সাইয়িদ আবুল হাসান আলী নদভী (র) 


সংগ্রামী সাধকদের ইতিহাস 


(১ম খণ্ড) 


[ হিজরী ১ম শতাব্দির মুজাদ্দিদ হযরত ওমর ইব্‌ন “আবদুল ‘আষীয (র) থেকে 


হিজরী ৮ম শতাব্দির মুজাদ্দিদ জালালুদ্দিন রূমী (র) পর্যন্ত ১১ জন মর্দে 
মুমিন ও মর্দে মুজাহিদের সাধনা ও কর্মবহুল জীবন ] 


হের (21) 
Gade Sl 
beta fF 

1100 ৮5717643854 Vt 


ত৮, বাংলা স্বাজ্জান্স, ঢাব্বগা 


সংঘ্বামী সাধকদের ইতিহাস (১ম খণ্ড) 
মূল 8 সাইয়িদ আবুল হাসান আলী নদভী রহ. 
অনুবাদ ঃ আবু সাঈদ মুহাম্মদ ওমর আলী রহ. 


প্রকাশকাল 


জানুয়ারী, ২০১৫ ঈসারী 
মাঘ, ১৪২১ বঙ্গাব্দ; রবিউস সানী ১৪৩৬ হিজরী 


মুহাম্মদ ব্রাদার্স, ৩৮, বাংলা বাজার, ঢাকা-১১০০ 
স্লেঃ 01822-806163; 01776-4581 109 


সুদ্ধণে ৪ মেসার্স তাওয়াক্কুল প্রেস 
৬৬/১, নয়া পল্টন, ঢাকা-১০০০ 


প্রচ্ছদ 
সালসাবিল ৷ 


ISBN: 984-622-001-4 


মূল্য $ ৪০০.০০ (চারশত) টাকা মাত্র। 


Shangrami Shadhakder Itihas: (History of the Soviours of Islamic 
Sprit) written by Allama Sayeed Abul Hasan Ali Nadvi (R) in Urdu and 
translated by A. S. M. Omr Ali (R) into Bengali and Published by 
Muhammad Abdur Rouf, Muhammad Brothers, 38, Bangla Bazar, 
Dhaka-1100. BANGLADESH. Cell Phone: 01776-438110 


জল 


ইসলামের প্রচার ও প্রসারে খারা চরম . 
আত্মত্যাগের সম্মুখীন হয়েও বিন্দুমাত্র বিচলিত হননি, 
এ পথের সকল প্রতিকুলতাকে যারা হাসিমুখে 
মুকাবিলা করেছেন, 

অত্যাচারী জালিমের খড়ণ-কৃপাণ ও বদ্ধ 
কারাপ্রাটীর যাঁদের বিশ্বাসের ভিভ্কে এক বিন্দুও 
টলাতে পারেনি, 

বিলাসী ও আয়েশী জীবন যাপনের শত সুযোগ 
থাকা সত্তেও যারা নির্লোভ ও নির্মোহ জীবন যাপন 
করে মানুষের সামনে অনুপম আদর্শ স্থাপন করেছেন, 

পর্ণ কুটিরে বাস করে এবং অনাড়ূন্বর পরিবেশে 
. থেকেও যারা রাজা-বাদশাহ্র ওদ্ধত্য ও দান্তিকতার 
সামনে নিজেদের শির সমুন্নত রেখেছেন, দুঃখী ও 
আশা-ভারসার প্রদীপ জ্বালিয়েছেন, 

তাদেরকে কাছে টেনেছেন, 

আপন করেছেন, 

দ্ধহানিয়াতের প্রোজ্ল আলোকধারায় খারা 
পাপক্লিষ্ট ও পথভ্রষ্ট মানুষকে হিদায়াতের প্রশস্ত 
রাজপথে এনে দাড় করিয়েছেন, সেই. সব 
জানা-অজানা মর্দে মু'মিন ও মর্দে মুজাহিদের পবিত্র ' 
রূহের উদ্দেশে- 

- অনুবাদক 


আমাদের কথা 


ইসলাম একটি বিশ্বজনীন জীবন-দর্শন। অবস্থা, পারিপার্থিকতা ও পরিবেশের 
প্রেক্ষাপটে উদ্ভূত যাবতীয় সমস্যার সুন্দর ও নিখুৎ সমাধান রয়েছে ইসলামে । 
জীবন প্রবাহের স্রোতধারায় ইসলামের অনুশাসনমালা এক কালজয়ী আদর্শরূপে 
স্বীকৃত। অভ্যুদয়ের যুগ থেকে আজ পর্যন্ত বহু মনীষী ও আল্লাহ্ওয়ালা এর প্রচার 
ও সংরক্ষণে দিয়েছেন সীমাহীন কুরবানী । আমরা তাদের জীবনের কতটুকুই বা 
জানি? | 

আমরা সমাজের মূল স্বোতধারার সংস্কারক শক্তির কথা বেমালুম ভুলে যাই। 
যে সব মানব হিতৈষীবর্গ তাঁদের প্রজ্ঞা, দূরদর্শিতা ও অভিজ্ঞতালন্ধ জ্ঞানের 
মাধ্যমে সমাজের হিত সাধন করে গেছেন, কুসংস্কারাচ্ছন্ন সমাজকে দান করেছেন 
এক সুষ্ঠু অবকাঠামো, মানবতার উত্তরণ ঘটিয়ে সৌহার্দ্যপূর্ণ ও পারস্পরিক 
সম্প্রীতির ডোরে আবদ্ধ করেছেন মানব সমাজকে- তারা রয়েছেন ইতিহাসের 
পাতায় অনুল্নেখ্য। পক্ষান্তরে ইতিহাসের পৃষ্ঠাগুলো ভরে আছে রাজ-রাজড়াদের 
কাহিনীতে । 

আজ মানুষ সচেতন হয়েছে অনেকটা । রাজ-দণ্ডমুণ্ডের অধিকারীরা আজ 
দিশেহারা । জ্ঞানরাজ্যে বিচরণকারীদের সংস্পর্শে এসে সে স্বস্তির নিঃশ্বাস ফেলতে 
চায়। যুগধর্ম ও পরিবেশের এই জরুরী মুহূর্তে সংস্কারক ব্যক্তিতৃসমূহকে স্থায়ী 
আসনে সমাসীন করার জন্য যে সব মনীষী ও চিন্তাবিদ তাদের ক্ষুরধার লেখনী 
নিয়ে কলমী জিহাদের বিস্তীর্ণ ময়দানে অবতীর্ণ হয়েছেন, উপমহাদেশের অন্যতম 
শ্রেষ্ঠ ‘আলিম, আত্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষক ও লেখক আল্লামা সায়্যিদ আবুল 
হাসান আলী নদভী তাদের অন্যতম। 

লাখনৌ-এর 'জামা'আতে দা'ওয়াত-ই-ইসলাহ ও তাবলীগ’ যুগ-জিজ্ঞাসার 
প্রেক্ষাপটে সপ্তাহব্যাপী এক সেমিনারের আয়োজন করেছিল ১৩৭২. হিজরীর 
মুহাররম মাসে । এর আলোচ্য বিষয়ের শিরোনাম ছিল, “সংস্কার ও পুনর্জাগরণের 
ইতিহাস এবং উক্ত ইতিহাসের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্।” জনাব আল্লামা নদভী উক্ত 
বিষয়ের ওপর নিবন্ধ পেশ করে এক নতুন ধারায় লেখনী পরিচালনার প্রেরণা লাভ 
করেন। এরপর আল্লাহ্র রহমত ও প্রাণান্তকর সাধনাকে সম্বল করে “তারীখে 
দা‘ওয়াত ও ‘আযীমত’ নামে সিরিজ পুস্তক প্রণয়নে হাত দেন এবং হযরত ওমর 


ছকে) 


ইবনে ‘আবদুল ‘আযীয রে) থেকে তিনি এর সিলসিলা আরম্ভ করেন। এ পর্যায়ে 
তিনি পাঁচটি গ্রন্থ রচনা করেন। মুসলিম জাহানের স্বনামধন্য ‘আলিম, মর্দে মু'মিন 
ও সুজাদ্দিদবর্গের তেজোদ্দীপ্ত জীবনী তুলে ধরেছেন তিনি এ সব গ্রন্থে । মুসলিম 
জাহানে তার এই সিরিজটি সর্বজনত্বীকৃত ও প্রশংসিত । বিশ্বের কয়েকটি ভাষায় 
এগুলোর তরজমা হয়েছে। বাংলাদেশী মুসলিম সমাজের উদ্দেশ্যে ইসলামিক 
ফাউণ্ডেশন বাংলাদেশ কর্তৃক “ইসলামী রেঁনেসার অগ্রপথিক' নামে উক্ত সিরিজের 
তিনটি খণ্ডের অনুবাদ এ পর্যন্ত প্রকাশিত হয় ও বিপুল জনপ্রিয়তা লাভ করে। কিন্তু 
সুদীর্ঘ এক যুগ যাবত প্রকাশিত এ সব খণ্ডের আর কোন সংস্করণ মুদ্রিত না হওয়ায় 
আগ্রহী পাঠকের একান্তিক অনুরোধে আল্লামা নদভী লিখিত পুস্তকাদির তরজমা ও 
প্রকাশের. অনুমতি প্রাপ্ত প্রতিষ্ঠান “মজলিস নাশরিয়াত-ই-ইসলাম”-এর সংগে 
আমরা যোগাযোগ করি। “মজলিস নাশরিয়াত-ই-ইসলাম” কর্তৃপক্ষ আমাদের 
আগ্রহে সাড়া দিয়ে শর্তসাপেক্ষে এ সিরিজটি এবং হযরতের অন্যান্য পুস্তকাদি 
প্রকাশের অনুমতি দেন। এক্ষণে সেই আগ্রহী পাঠকের স্বার্থ আমরা এই দৃরুহ 
কাজে হাত দিয়েছি তাদের প্রয়োজন পূরণে এ প্রয়াস সফল হলে আমাদের শ্রম 
সার্থক মনে করব। আল্লাহপাক আমাদের এ প্রয়াস কবুল করুন এবং সেই 
কিয়ামতের কঠিন দিনে নাজাতের ওসিলা বানিয়ে দিন- এটাই আমাদের 
মুনাজাত । 


- প্রকাশক 


আরয 
প্রথম সংস্করণ) 


আল-হামদু লিল্লাহ! অবশেষে তীরই অপার রহমতে মুসলিম বিশ্বের প্রখ্যাত 
“আলিম, লেখক ও চিন্তাবিদ এবং ব্ূহানী মার্ণের অন্যতম জ্যোতিষ্ক হযরত 
মাওয়ানা সায়্যিদ আবু'্ল-হাসান ‘আলী নদভী (র.) রচিত “তারীখে দা'ওয়াত ওয়া 
“আধীমাত” সিরিজের ১ম খণ্ডের তরজমা প্রকাশিত হল। এজন্য মহান আল্লাহ্‌ 
বাব্বু'ল-“আলামীনের দরবারে জানাই অসংখ্য শোকর ও সজুদ ৷ 

উ্দ্ভাষী পাঠকের নিকট ‘তারীখে দা"ওয়াত ওয়া “আযীমাত'-এর নতুন 
পরিচয়ের প্রয়োজন নেই। সর্বপ্রথম ভারতে প্রকাশিত হলেও ইতোমধ্যেই তা 
‘আরবী ও ইংরেজী সহ পৃথিবীর বহু ভাষায় অনুদিত হয়ে বিশ্বের বিভিন্ন দেশের 
পাঠক মহলে সাড়া জাগিয়েছে। আমাদের জানা মতে এ পর্যন্ত কুয়েত ও বৈরূত 
থেকে ‘আরবী ভাষায় দু'টি সংস্করণ, উর্দু ভাষায় লখনৌ থেকে এ সিরিজের কোন 
কোন খণ্ডের দুই ও ততোধিক সংস্করণ এবং পাকিস্তানের করাচী থেকে একটি 
সংস্করণ প্রকাশিত হয়েছে । আলোচ্য সিরিজের তৃতীয় খণ্ডটি দীন অনুবাদক কর্তৃক 
বাংলা ভাষায় “ইসলামী রেনেসীর অগ্রপথিক' নামে অনুদিত হয়ে ১৯৮২ সালের 
ডিসেম্বরে ইসলামিক ফাউণ্ডেশন থেকে প্রথম প্রকাশিত হয় । উল্লেখ্য, হযরত নদভী 
(র.)-র লিখিত ‘যব ঈমান কি বাহার আঈ’ ছিল ছিল প্রথম গ্রন্থ যা বর্তমানে 
অনুবাদক কর্তৃক অনুদিত হয়ে “ঈমান যখন জাগলো!’ নামে সর্বপ্রথম বাঙলা ভাষায় 
আত্মপ্রকাশ করে। | 

১৯৭৯ সালে এ সিরিজের তৃতীয় খণ্ডটি আমার হাতে এলেও ১৯৮০-এর 
শেষাংশের পূর্বে এর তরজমার কাজে হাত দেওয়া সম্ভব হয়নি । তারপর ১৯৮১ 
সালের মে মাসে তরজমা শেষ হলেও তা মুদ্রিত ও প্রকাশিত হতে ৮২-র ডিসেম্বর 
এসে যায়। প্রকাশিত হবার সঙ্গে সঙ্গেই আগ্রহী পাঠক সমাজ পুস্তকটি দু'হাতে 
লুফে নেন এবং সেই সঙ্গে এর পূর্ববর্তী দুটি খণ্ডের তরজমা প্রকাশের প্রবল 
তাকীদ আসতে থাকে। কিন্ত বহু চেষ্টা সত্ত্বেও খণ্ড দু*টি সংগ্রহে ব্যর্থ হওয়ায় 
স্বভাবতই এর তরজমা কর্মে বিলম্ব ঘটে । অবশেষে আল্লাহ্র অশেষ মেহেরবানীতে 
বাংলাদেশের অন্যতম খ্যাতনামা পুস্তক ব্যবসায়ী টিরধৰ অর্ভণরভর্টধমভটফ-এর 
স্বত্বাধিকারী বন্ধুবর জনাব নাজমুল করিম সাহেবের সৌজন্যে উক্ত খণ্ড দুটি 


আট) 


সংগ্রহে সমর্থ হই। এ জন্য তার নিকট আমি অত্যন্ত কৃতজ্ঞ। এ কাজের জন্য 
মহান আল্লাহ্র দরবারে যদি অধমের কিছুমাত্র পুরস্কারও প্রাপ্য হয়ে থাকে জনাব 
করিমকেও আমি তাতে শরীক করতে চাই। 

তরজমা কর্মে হাত দেবার পরও নানা কারণে এর গতি আশানুরূপ ছিল না। 
অতিরিক্ত খাটুনিজনিত ক্লান্তি এবং মাঝে মধ্যেই শারীরিক নানা অসুস্থতা তরজমার 
স্বাভাবিক গতিকে ব্যাহত করেছে। এরই মাঝে জেনারেল আকবর খান লিখিত 
'সায়ফুল্লাহ খালিদ রো)' (‘খালিদ বিন ওয়ালীদ' নামে প্রকাশিত) অনুবাদ করতে 
হওয়ায় বর্তমান গ্রন্থের তরজমা আরো খানিকটা বিলম্বিত হয়ে পড়ে । অবশেষে 
অনেক দেরীতে হলেও মহান আল্লাহ্র ফধল ও করমে অনুদিত, সম্পাদিত ও 
মুদ্রিত হয়ে পাঠকের হাতে তা পৌছুতে যাচ্ছে দেখে গভীর তৃপ্তিতে মন আমার 
তরে উঠছে। এক্ষণে যাদের কথা মনে, রেখে আমি এর তরজমায প্রবৃত্ত 
হয়েছিলাম, যে আগ্রহী পাঠক সমাজের প্রবল তাকীদ ব্যক্তিগত শত অসুবিধা 
সত্বেও আমাকে নিরন্তর পরিশ্রমে উদ্বুদ্ধ করেছিল তারা যদি এর থেকে কিছুমাত্রও 
উপকৃত হন তাহলে আমি আমার পরিশ্রম সার্থক মনে করব। সেই সঙ্গে যে মহান 
আল্লাহ্র রেযামন্দী লাভের নিয়তে এ কাজে ব্রতী হয়েছি তীর দরবারে গোনাগারের 
এ প্রচেষ্টা সামান্যতম কবুলিয়াত লাভ করলেও বান্দা নিজেকে সরফরায মনে 
করবে । আর তীর সন্তৃষ্টিই হোক আমাদের সকল কর্ম-প্রেরণীর মূল উৎস ৷ 
পক্ষে যা কিছু করা সম্ভব ছিল আমি তা করেছি। বাকিটুকু করেছেন এর সম্পাদক 
খ্যাতনামা অনুবাদক ও লেখক অগ্রজপ্রতিম মওলানা আবদুল মতীন জালালাবাদী । 
প্রশংসার মত কিছু থাকলে সেটা তীরই, ব্যর্থতা আমার। এর কাফফারা 
ভবিষ্যতের জন্য তুলে রাখা ছাড়া উপায় কি! 

নিতান্ত দুঃখজনক হলেও সত্য, ইসলামী সাহিত্যে আরবী ভাষার পরে যে 
ভাষার দান সর্বাধিক-সেই ফারসী ভাষার চর্চা মুসলিম প্রধান বাংলাদেশ থেকে যে 
এভাবে উঠে যাবে তা কয়েক যুগ আগেও বোধ হয় কেউ ভাবে নি। পৃথিবীর তাবৎ 
ভাষার মধ্যে ফারসী ভাষার শ্রুতি-মাধুর্য সকলেই স্বীকার করেন। এহেন সমৃদ্ধ ও 
মিষ্টি একটি ভাষা থেকে এ ভাবে মুখ ফিরিয়ে নিয়ে আমরা বোধ হয় খুব বেশি 
লাভবান হই নি, ভবিষ্যতেও লাভবান হবার তেমন সম্ভাবনা নেই। অবশ্য আমি 
নিজেও এর ব্যতিক্রম নই! গরজ বড় বালাই; তাই ভবিষ্যতে আধুনিক শিক্ষা 
লাভের স্বার্থে ইংরেজীর দরকার পড়বে বিধায় আমি আমার মাদরাসা জীবনে ইচ্ছে 
থাকলেও ফারসী ভাষা শিখতে পারিনি। ফলে বর্তমান গ্রন্থের শেষ অধ্যায়ে 


নয়) 


মাওলানা জালালুদ্দীন রূসী (র)-এর ‘দীওয়ান’ ও “মছনবী' থেকে উদ্ধৃত কবিতাংশ 
অনুবাদের ক্ষেত্রে আমাকে ভীষণ সমস্যার সন্মুখীন হতে হয়। অবশেষে এদেশের 
অন্যতম খ্যাতনামা মুহাদ্দিছ ও আরবী ভাষায় সুপণ্ডিত হাম-বায়‘আত পরম 
সন্মানিত মাওলানা সুলতান যওক সাহেব এই সমস্যা নিরসনে সাগ্রহে এগিয়ে 
আসেন এবং উদ্ধৃত কবিতাংশ উর্দূতে তরজমা করে দেন। তীর এ মহানুভবতা 
কোন দিন ভুলবার নয়। আল্লাহ পাক তীকে জাযায়ে খায়ের দিন, এই আমার 
একান্ত মুনাজাত ৷ 

এ বই প্রকাশের পেছনে অনুবাদ ও সংকলন বিভাগের পরিচালক বন্ধুবর 
মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ, সহকারী পরিচালক ন্নেহভাজন মওলানা আবুল 
বাশার আখন্দ ও সহকারী পরিচালক বড় ভাই অধ্যাপক মওলানা মোশাররফ 
হোসাইনের অবদান সবচেয়ে বেশী ৷ সে জন্য সাধারণ ধন্যবাদ জানিয়ে তাদের 
সঙ্গে আমার সম্পর্কের অমর্যাদা করতে চাই না। ন্নেহ-ভাজন মোহাম্মদ মোকসেদ 
প্রথম প্রুফ দেখে দিয়ে আমাকে খণী করেছেন। নির্ধন্ট তৈরীতে প্নেহভাজন জিল্লুর 
ও জামিলা কুলছুম যে সহযোতা দেখিয়েছে তজ্জবন্য আমি তাঁদের নিকটও কৃতত্ঞ। 
এতত্তিন্ন তরজমার কাজে দরকারী সহযোগিতা যুগিয়ে ও অনেক স্বার্থ কুরবানী 
দিয়ে জীবনসঙ্গিনী বেগম জেবুন্নেছা যেভাবে আমাকে উদ্ধুদ্ধ করেছেন সে জন্য 
আমি তাকেও আমার কৃতজ্ঞতা জানিয়ে রাখছি। আল্লাহ পাক সবাইকে তাদের 
স্ব-স্ব খিদমতের পুরস্কার দিন। 

ইসলামিক ফাউণ্ডেশনকে এ বই-এর প্রকাশনার দায়িত্ব গ্রহণের জন্য 
মুবারকবাদ জানাই । 


৩০ শে শাবান, বুধবার ১৪০৭ হি. আবু সাঈদ মুহাম্মদ ওমর আলী 


লেখকের আরয 


১৩৭২ মুহাররম মাসে লাখনৌয়ে 'জামা“আতে দা'ওয়াত-ই ইসলাহ ও 
তাবলীগ'-এর পক্ষ থেকে বন্ধু-বান্ধবদের সম্মুখে দরকারী বিষয়াবলীর ওপর বক্তৃতা 
ও আলোচনার ইন্তেজাম করা হয়। শ্রোতাদের জ্ঞানের পরিধি বাড়ানো এবং 
তাদের মানসিক প্রশিক্ষণের উপকরণ যোগান দেওয়াই ছিল এর উদ্দেশ্য । এসব 
বক্তৃতা, আলোচনা এবং নিবন্ধ পাঠের সিলসিলা সপ্তাহব্যাপী চলে। এই প্রশিক্ষণ 
সপ্তাহের দীর্ঘ ও ধারাবাহিক আলোচ্য বিষয়ের শিরোনাম ছিল, “সংস্কার ও 
পুনর্জাগরণের ইতিহাস এবং উক্ত ইতিহাসের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ।” উল্লিখিত বিষয়ে 
আলোচনার ভার পড়ে অধম গ্রন্থকারের ওপর এবং প্রায় সপ্তাহকাল এই বিষয়ের 
উপর আমি আলোচনা করি। স্রেফ একটি সংক্ষিপ্ত স্মারক চিহ্ন, কিছু শিরোনাম ও 
কিছু ইশারা-ইঙ্গিত সামনে রেখে আলোচনা অব্যাহত থাকে । শ্রোতাগণ তাদের 
নিজস্ব পন্থায় এই আলোচনার সংক্ষিপ্তসার সংরক্ষণ করতেন। 

পরবর্তীকালে প্রচারের নিয়তে যখন এর ওপর নজর দিলাম তখন অনুভব 
করলাম যে, এ কাজ একান্ত মনোযোগ ও পরিপূর্ণ তৃপ্তির সঙ্গে করা দরকার এটি 
একটি গুরুত্বপূর্ণ এতিহাসিক বিষয় যার ওপর (আমাদের সীমাবদ্ধ জ্ঞান মুতাবিক) 
বিস্তারিত ও পরিপূর্ণ কোন আলোচনা হয়নি। এটাই ইসলামের ইতিহাস ও 
ইসলামী সাহিত্যের একটি বড় শূন্যতা যা সত্বর পূরণ হওয়া দরকার । এই শুন্যতা 
থাকার কারণে কোন কোন চিন্তাশীল মহলে এই ধারণা বদ্ধমূল হয়ে গেছে যে, 
ইসলাম ও মুসলিম ইতিহাসে সংক্কার, রেনেসী তথা পুনর্জাগরণ ও বিপ্লবের 
ধারাবাহিক ও অবিচ্ছিন্ন কোন বিবরণী পাওয়া যায় না, বরং এতে বিরাট ও দীর্ঘ 
শুন্যতাই পরিদৃষ্ট হয় যা শতাব্দীর পর শতাব্দীব্যাপী বিস্তৃত। কয়েক শ’ বছর পর 
কিছু কিছু ব্যক্তিত্বের উত্থান ঘটেছে যাঁরা প্রতিকূল অবস্থার সাথে লড়েছেন এবং এ 
কারণে চিন্তা ও কর্মের ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য মর্ধাদারও অধিকারী হয়েছেন। 
অন্যথায় সাধারণভাবে মধ্যম শ্রেণীরই কিছু লোকের সন্ধান পাওয়া যায় যীরা চিন্তা 
ও কর্মের ক্ষেত্রে এবং জ্ঞানগত ও বাস্তব কর্মকাণ্ডে কোনরূপ নতুনত্ব কিংবা 
বি।শষত্বের অধিকারী ছিলেন না। স্রেফ জনা-কয়েক হাতে গোণা ব্যক্তিত্ব যৌদের 


Lenny 


সংখ্যা ৭/৮ জনের বেশী হবে না) এই হিসাবের বাইরে। 

বাহ্যত কথাটা খুবই মামুলী মনে হলেও এর ফলাফল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ও 
সুদূরপ্রসারী । এটা ইসলামের অভ্যন্তরীণ শক্তি ও যোগ্যতা সম্পর্কে এক ধরনের 
খারাপ ও হতাশাব্যঞ্জক ধারণা ৷ প্রকৃতপক্ষে ইসলাম প্রতিটি যুগে প্রয়োজনীয় 
লোক এবং ইসলামী পুনর্জাগরণে যথার্থ ভূমিকা গ্রহণ করার মত উদ্যোগী পুরুষ 
সৃষ্টি করেছে যার তুলনা অন্য কোন ধর্মে কিংবা অপর কোন জাতির মধ্যে মেলে 
না। আসলে এটা এক ধরনের হীনমন্যতাবোধ ও পরাজিত মানসিকতার 
বহিঃপ্রকাশ, যার জ্ঞানগত কোন ভিত্তি নেই। 

অবশ্য এর পেছনেও কারণ রয়েছে। দুর্ভাগ্যের বিষয় এই যে, মুসলিম 
ইতিহাসের বিস্তৃত ভাপ্তারে এ সম্পর্কিত এমন সব গ্রন্থেরই সন্ধান মেলে যেগুলোকে 
ঘটনাবলীর তালিকা-সুটী বলাই শ্রেয় এবং যেগুলোর কেন্দ্রীয় চরিত্র হচ্ছেন শুধুমাত্র 
ররাজা-বাদশাহ অথবা কতিপয় উল্লেখযোগ্য ব্যক্তিত্ব । প্রকৃতপক্ষে ইসলাম ও 
মুসলমানদের ধারাবাহিক বুদ্ধিবৃত্তিক ও সংক্কারমূলক কর্ম-সাধনার এমন কোন 
ইতিহাস নেই যার ভেতর এসব ব্যক্তিত্বের বিপ্লবী কর্মকাণ্ড তথা তাদের পরিচালিত 
আন্দোলনের পরিচিতি রয়েছে। এসব ব্যক্তিত যীরা মুসলিম ইতিহাসকে 
গভীরভাবে প্রভাবিত করেছেন, ইসলামকে সময়োচিত হেফাজত ও শক্তিশালী 
করার ক্ষেত্রে উল্লেখযোগ্য খিদমত আঞ্জাম দিয়েছেন, ভুল প্রবণতার সংস্কার এবং 
অশান্তি ও বিপর্যয়ের উৎখাত করেছেন এবং ইসলামের বুদ্ধিবৃত্তিক ও কার্যকর 
ভাগ্তারে কোন না কোন উল্লেখযোগ্য অবদান বৃদ্ধি করেছেন। প্রকৃতপক্ষে 
ইসলামের দাওয়াত ও সংস্কার আন্দোলনের ধারাবাহিকতায় কোন শুন্যতা নেই, 
শূন্যতা রয়েছে শুধু ইসলামের ইতিহাস রচনায় ও বিন্যস্তকরণের ক্ষেত্রে । এই 
শুন্যতা পুরণ যুগের একটি দাবি এবং একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও ইসলামী 
খিদমতও বটে। এই দাবি পূরণের দ্বারা কেবল দাওয়াত ও সংস্কার আন্দোলনের 
ইতিহাসই বিন্যস্ত হবে না বরং এ থেকে মুসলমানদের বুদ্ধিবৃত্তিক ও জ্ঞানগত 
উত্ান-পতনের ইতিহাসও জন্ম নেবে । কিন্তু বিষয়টির ওপর যখন কলম ধরলাম 
তখনই বুঝাতে পারলাম যে, এটি একটি কথিকা কিংবা নিবন্ধের বিষয় নয়; বরং 
একটি গুরুত্বপূর্ণ ও বিরাট কলেবরের গ্রন্থের বিষয় । আর এজন্যে আবার আমাকে 
ইতিহাস অধ্যয়ন করতে হবে এবং একে একটি বিশেষ মাপে বিন্যস্ত অথবা একটি 
বিশেষ আঙ্গিকে ও কাঠামোয় ঢেলে সাজাতে হবে । এজন্য সাধারণভাবে ইতিহাস 


ঘোর) 


* পাঠই যথেষ্ট নয়; বরং বিভিন্ন ধর্মমত, নানা জ্ঞান ও বিষয় শাস্ত্রের ইতিহাস 
অধ্যয়নের প্রয়োজন । বাস্তব সত্য এই যে, এই বিষয়টি যেরূপ প্রশান্তি, নিরাপত্তা 
ও অবকাশের দাবি জানায় তা এই অশান্ত ও ঝঞ্জাবিক্ষুন্ধ জীবনে মেলা খুবই 
দুষ্কর । তবুও বিষয়টি জরুরী বিধায় এই উপলব্ধিটুকুই আমাকে কলম ধরতে বাধ্য 
করেছে। 

এই বিষয়টিও সম্মানিত পাঠকবর্ণের স্মরণে রাখতে হবে যে, এই পুস্তকে 
আমরা “তাজদীদ' নামক পরিভাষা নিয়ে কোন আলোচনা করছি না কিংবা সে সব 
ব্যক্তি নিরূপণ করাও আমাদের উদ্দেশ্য নয় যারা মুজাদ্দিদ পদে আসীন হবার 
উপযুক্ত এবং যাঁদের একক সত্তা ধর্মীয় বিগ্রব সাধন করেছে এবং যীরা 
ভাজদীদ-এর শর্তাদি পুরণ করেছেন। এখানে ইসলামের তেরশ বছরের 
ইতিহাসের “ইসলাহ' ও ‘ইনকিলাব’ তথা সংস্কার ও বিপ্নবায়ন প্রয়াসের 
ধারাবাহিকতা বর্ণনা এবং সে সব ব্যক্তিবর্গকে চিহ্নিত করা আমাদের উদ্দেশ্য, যীরা 
স্ব স্ব যুগে নিজ নিজ যোগ্যতা মুতাবিক দীন-এর পুনরুজ্জীবন ও পুনর্জাগরণ এবং 
ইসলাম ও মুসলমানদের হেফাজতের কাজে অংশ নিয়েছেন এবং যাদের সমবেত 
প্রচেষ্টা দ্বারা ইসলাম জীবিত ও সংরক্ষিত আকারে এই মুহূর্তে বিদ্যমান এবং 
মুসলমানরা একটি বিশিষ্ট সম্প্রদায় উম্মাহ) হিসাবে পরিদৃশ্যমান। এই নিবন্ধে 
এমন কতিপয় ব্যক্তির আলোচনাও আসবে যাদেরকে স্বতন্তরভাবে যদিও মুজাদ্দিদ 
বলা খায় না, কিন্তু দীনের তাজদীদ ও পুনরুজ্জীবন এবং সংস্কার ও বিপ্পবের 
সংক্ষিপ্ত-সারের মধ্যে তাদের হিস্যা অবশ্যই রয়েছে। মুসলিম জাতি তাদের 
উপকার ভুলতে পারে না৷ 

এই গ্রন্থ প্রণয়নের ক্ষেত্রে নিম্নলিখিত বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখা হয়েছে ৪ 

১. কোন দাওয়াত কিংবা কোন ব্যক্তিত্বের অবস্থা ও লক্ষ্য সম্পর্কে অবহিত 
হবার জন্য সাধারণত এ ব্যক্তির স্ব-রচিত গ্রন্থ, লিখিত নিবন্ধাদি এবং সংকলিত 
বাণীসমূহের সাহায্য নেওয়া হয়েছে। এক্ষেত্রে সফল না হতে পারলে অর্থাৎ এ 
ক্ষেত্রে কোন শূন্যতা দেখা গেলে তার বন্ধু-বান্ধব, ছাত্র ও সমসাময়িকদের লিখিত 
গ্রন্থের বর্ণনাসসূহ থেকে সাহায্য নেওয়া হয়েছে। এ ব্যাপারে ভাষা ও যুগ 
নির্বিশেষে সকল মাধ্যম ব্যবহার করা হয়েছে। যেখানেই প্রয়োজনীয় তথ্য পাওয়া 
গেছে, সেখান থেকেই তা গ্রহণ করা হয়েছে এবং হাওয়ালা দেওয়া হয়েছে৷ 

২. ব্যক্তিত্বের জীবন-চরিত আলোচনার ক্ষেত্রে তার পারিপার্শ্বিক অবস্থা, সে 


(তের) 


যুগের চিন্তা-ভাবনা, জ্ঞানের মাত্রা ও কর্মক্ষেত্রের প্রশস্ততাকে তুলে ধরার চেষ্টা 
করা হয়েছে, যাতে করে এ সব ব্যক্তিত্বের সঠিক মর্যাদা ও সাফল্যের পরিমাপ 
সঠিকভাবে নিরূপিত হয় এবং সেই যুগ ও পরিবেশে তাদের সাফল্যের সম্ভাবনা 
কতটুকু ছিল তার পরিমাপ করে তীদেরকে ইতিহাসে যথাযথ মর্যাদা ও স্থান 
দেওয়া যায়। কোন ব্যক্তিত্বকে তার পরিবেশ থেকে বের করে অন্য পরিবেশে 
নিয়ে এসে ভিন্ন যুগের পাল্লায় ও চাহিদায় মাপা, অতঃপর সেই মাপকাঠিতে তীর 
ক্রুটি-বিচ্যুতি তুলে ধরাকে বাহ্যিক দৃষ্টিতে একটি সমালোচনামূলক কৃতিত্ব মনে 
করা হলেও জ্ঞানী ব্যক্তিরা এটাকে একটি বড় রকমের বেইনসাফী ও সংকীর্ণ 
দৃষ্টিভঙ্গির পরিচায়ক বলেই মনে করেন। কারণ কোন মানুষকে তার যুগের 
প্রয়োজন ও চাহিদা এবং সে যুগের কর্মক্ষেত্রের সীমারেখার দিক দিয়েই কেবল 
সফল কিংবা অসফল বলা যেতে পারে। কেননা কোন ব্যক্তিত্কেই, চাই তিনি 
ইসলামের ইতিহাস বা অন্য যে কোন ইতিহাসেরই অন্তর্ভুক্ত হোন, ভিন্ন যুগ ও 
পরিবেশের দৃষ্টিকোণ থেকে এবং এঁতিহাসিকের প্রবণতা ও ধ্যান-ধারণার 
মাপকাঠিতে ব্যর্থ গ্রমাণ করাটাকে সত্যিকার বিচার বা ইনসাফ আখ্যা দেওয়া যায় 
না। 

৩. কোন সুবান্রিগ, গ্রন্থকার ও চিস্তাবিদের গ্রন্থ থেকে কতিপয় উদ্ধৃতি পেশ 
করাকেই যথেষ্ট মনে করা হয়নি। কেননা এ থেকে তীর লক্ষ্য ও উদ্দেশ্য, তার 
জ্ঞানবত্তা ও মেধার পরীক্ষা সঠিকভাবে করা যায় না এবং পাঠক তীর সাহচর্ষের 
স্বাদ ও সান্নিধ্য অনুভব করতে পারেন না। এই গ্রন্থে বিশিষ্ট মুবাল্লিগ, সংস্কারক, 
গ্রন্থকার এবং চিন্তাশীল ব্যক্তির লিখিত রচনা ও বক্তৃতামালার এত বিভিন্রমুখী ও 
বিস্তৃত উদ্ধৃতি পেশ করা হয়েছে যে, পাঠক অনুভব করবেন, তাঁর কিছু সময় 
উল্লিখিত ব্যক্তিত্বের সাহচর্ষেই কাটল এবং তাদের সংগে আলাপ বিনিময়ের মওকা 
মিলল। এজন্য স্বয়ং গ্রন্থকার তার জীবনের একটা উল্লেখযোগ্য অংশ এঁ সব মহান 
ব্যক্তির রচনা, ওয়া“জ-নসীহত এবং তীদের জ্ঞানগত ও চিন্তার প্রভাব বলয়ে ও 
পরিচয়ের পরিবেশে অতিবাহিত করেছেন এবং চেষ্টা করেছেন তাদের আলোচনা 
ও পরিচিতি পেশ করাকালে একটা নির্দিষ্ট সময় সেই পরিবেশে কাটাতে এবং সেই 
সব প্রভাব ও মানসিক অবস্থা দ্বারা প্রভাবান্িত হতে, যদ্দারা উক্ত মহাত্মাদের 
সমসাময়িক ও একই সংগে উপবেশনকারী বন্ধু-বান্ধব ও ভক্ত-অনুরক্তরা 
প্রভাবান্বিত হয়েছিলেন। এরই ফলে পাঠক বিভিন্ন ব্যক্তিত্ব সম্পর্কে গ্রন্থকারের 


(চৌদ্দ) 


আন্তরিক টান পরিষ্কার উপলদ্ধি করতে পারবেন। এই বিষয়টি যদি কোন 
সমলোচকের দৃষ্টিতে সমালোচনাযোগ্য এবং গ্রন্থকারের দুর্বলতা বলে বিবেচিত হয় 
তাহলে এই দুর্বলতা স্বীকার করে নিতে গ্রন্থকারের কোন দ্বিধা নেই এবং এজন্য 
তিনি কোন কৈফিয়ত প্রদানেরও প্রয়োজন বোধ করেন না। 

8. এঁতিহাসিক ব্যক্তিত্বের স্রেফ 'ইলমী” কামালিয়াত পর্যবেক্ষণ ও বিশ্লেষণ 
এবং তীর রচিত গ্রস্থাদি থেকে উদ্ধৃতি পেশ করাকেই যথেষ্ট মনে করা হয়নি বরং 
তীর জীবনের আধ্যাত্মিক দিক, আল্লাহ্র সঙ্গে তার সম্পর্ক ও তীর চারিত্রিক 
বৈশিষ্ট্যও উজ্জ্বলরূপে তুলে ধরা হয়েছে। কেননা এটা ইসলামী রেনেসীর প্রথম 
যুগের অগ্রপথিকদের সাধারণ বৈশিষ্ট্য যে, নিজেদের “ইলমী কামালিয়াত ও কর্মের 
মধ্যে নিবিষ্টতার সঙ্গে সঙ্গে ইবাদত-বন্দেগী ও আল্লাহ্‌র নৈকট্য লাভের প্রতিও 
তীদের বিশেষ ঝৌক থাকত । তাদের কামিয়াবী ও জনপ্রিয়তার পেছনে এরও 
একটা বিশিষ্ট ভূমিকা রয়েছে। এ সবের আলোচনা না করলে তাদের জীবনী 
আলোচনা অপূর্ণ থাকবে । উপরন্ত এই বিরাট গ্রন্থ এবং ইতিহাসের এরূপ বিস্তৃত . 
ভাণ্ডার ধারা অধ্যয়ন করবেন তাদের এটা অধিকার এবং তীদের কষ্ট ও পরিশ্রমের 
এটা নীরব দাবি যে, তারা এ ক্ষেত্রে এতিহাসিক তথ্যাদিই কেবল আহরণ করবেন 
না; বরং রূহ ও হৃদয়ের শ্যামলিমা এবং আমলের স্বাদও উপভোগ করবেন। 

৫. কোন ব্যক্তিত্বের পরিচয় দানের ক্ষেত্রে কেবল তার ফযীলত ও 
কামালিয়াত বর্ণনাকেই যথেষ্ট মনে করা হয়নি; বরং যখন লক্ষ্য করা গেছে যে, 
ন্যায়পরায়ণ ও সংযত সমসাময়িক ব্যক্তিবৃন্দ এবং প্রজ্ঞাবান পরবর্তী পুরুষগণ তার 
রচিত গ্রন্থাদি ও চিন্তা-ভাবনার ওপর সমালোচনা করেছেন, তখন সে বিষয়েও 
আলোচনা করা হয়েছে । আর যদি তার জওয়াব দেওয়া হয়ে থাকে এবং তীর পক্ষ 
থেকে প্রতিরোধ এসে থাকে তাহলে সেটিও পেশ করা হয়েছে, কিন্তু ইতিহাসকে 
সমালোচনামূলক প্রমাণ করার জন্য অনাবশ্যক সমালোচনার কোন অবকাশ রাখা 
হয়নি। 

এটি এই সিরিজের প্রথম খণ্ড। প্রথমে ধারণা ছিল যে, খণ্ডটি শায়খুল ইসলাম 
ইমাম ইবৃন্‌ তায়মিয়া (র)-এর ওপর সম্পূর্ণ হবে । এই প্রেক্ষিতে প্রথম খণ্ডে হিজরী 
১ম শতাব্দী থেকে হিজরী ৮ম শতাব্দী পর্যন্ত ইসলামী রেনেসী ও সংস্কার 
আন্দোলনের ইতিহাসের রোয়েদাদ এসে যায়। কিন্তু ইব্‌ন তায়মিয়ার আলোচনা 
(তার যুগের গুরুত্ব এবং তার কর্মের বিস্তৃতির প্রেক্ষিতে) এত বেশী বিস্তৃত হয়ে 


পেনের) 


যায় যে, সেটাকেই এই গ্রন্থের স্থায়ী খণ্ডের রূপদান করতে হয় যা এই সিরিজের 
দ্বিতীয় খণ্ড হবে । গ্রন্থের তৃতীয় অংশটি (সম্ভবত চতুর্থ খণ্ডটিও) ভারতবর্ষের 
ইসলামী রেনেসীর এ সব অগ্রপথিকদের সঙ্গে সম্পৃক্ত হবে যারা গত শতাব্দীতে 
মুসলিম জাহানের সংস্কার ও রেনেসী আন্দোলনের পতাকাবাহী এবং চিন্তা ও 
গবেষণার উৎস ছিলেন। | 

সবশেষে এ দীন গ্রন্থকার অসংকোচে স্বীকার করছে যে, এই গ্রন্থ রচনার জন্য 
যতটা সময়, যতখানি শান্ত ও নিরিবিলি পরিবেশ, বিস্তৃত ও গভীর অধ্যয়ন এবং 
বিস্তৃত ও সৃষ্টিশীল (১:২৭) জ্ঞানের দরকার ছিল তা গ্রন্থকারের নেই। যা কিছু 
এই সময়ে এবং এরূপ অবস্থায় সম্ভব হয়েছে তা তীর বিব্রতকর অবস্থা, 
মানসিকতা ও জ্ঞানের দৈন্যের মুকাবিলায় কেবল আল্লাহর সাহায্য ও সমর্থনেই 
হয়েছে। আর সাহায্যকারী তো একমাত্র আল্লাহ্‌ই। 


৪ঠা রবীউ'ল-আউয়াল আবুল হাসান আলী নদভী 
১৩৭৪ হি, দাইরা-ই শাহ্‌ “আলামুল্লাহ 
রায়বেরেলী 


দ্বিতীয় সংস্করণের ভূমিকা 


“তারীখ-ই-দা'ওয়াত ও “আযীমাত” (ইসলামী রেনেঁসার অগ্রপথিক), ১ম 
খণ্ডের দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হচ্ছে জেনে আল্লাহ্‌ তা'আলার প্রশংসা করছি এবং 
তীর দরবারে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। 

দ্বিতীয় সংস্করণ প্রকাশের সুযোগ বেশ কয়েক বছর পর এল । এই বিলম্বের 
জন্য লিপিকরের অভাব, প্রকাশনার ক্ষেত্রে নানাবিধ প্রতিকূলতা এবং গ্রন্থকারের 
বর্ধিত ব্যস্ততাই প্রধানত দায়ী । অন্যথায় এই গ্রন্থটি ভারতীয় উপমহাদেশের 
জ্ঞানী-গুণী ও ধর্মীয় মহলে যেভাবে জনপ্রিয়তা লাভ করেছে, যেভাবে সুধী 
পণ্ডিতমণ্ডলী ও বিদগ্ধজনের ওপর এর প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে এবং প্রথম 
সংস্করণ প্রকাশিত হবার পর যে দীর্ঘ সময় অতিক্রান্ত হয়েছে তাতে স্বাভাবিক দাবি 
অনুযায়ী এতদিনে এর কয়েকটি সংস্করণ বেরিয়ে যেত। কিন্তু তা হয়নি। কেননা 
উর্দূ গ্রন্থ প্রকাশনার ক্ষেত্রে এখন যে সব অসুবিধা ও প্রতিবন্ধকতার সম্মুখীন হতে 
হয় তা কোন গ্রন্থকারই কেবল উপলব্ধি করতে পারবেন। এ সব অসুবিধার 
কারণেই বর্তমান গ্রন্থের দ্বিতীয় সংস্করণ প্রকাশের ক্ষেত্রে অস্বাভাবিক বিলম্ব 
ঘটেছে। এ জন্য গ্রন্থকার আন্তরিকভাবে দুঃখিত এবং সুধী পাঠকবৃন্দের কাছে 
ক্ষমাপ্রার্থী । 

এ গ্রন্থে নিবন্ধ, বিষয়বস্তু ও শিরোনামের দিক দিয়ে তেমন কোন বৃদ্ধি 
ঘটেনি। তবে যা হয়েছে তা খুবই মূল্যবান ও উল্লেখযোগ্য এবং এতে গন্থের মূল্য 
ও উপকারিতা অবশ্যই বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে দু'টি বিষয় উল্লেখ করার মত ৷ 
প্রথম বিষয়, “তাতারী ফিতনা ও ইসলামের নবতর পরীক্ষা" শিরোনামের অধীনে 
'তাতারী হামলা ও এর কারণ" শীর্ষক একটি নিবন্ধ । এতে (গ্রন্থকারের জ্ঞান 
সুতাবিক) সে সময়কার মুসলিম বিশ্বের নৈতিক, সামাজিক, ধর্মীয়, আধ্যাত্মিক ও 
রাজনৈতিক অবস্থা প্রথমবারের মত পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে এবং জগতের 
এই বিভীষিকা ও উন্মত্ত সয়লাবের অন্তর্নিহিত ও অদৃশ্য কার্যকারণ কুরআন 
বনি রিল লারার খোদায়ী কানুনের 


(সতের) 


রূপকের সাহায্যে খেলাখুলিভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এটা ছিল একটি 
প্রাথমিক প্রয়াস এবং ঈমানী চিন্তা ও চেতনার একটি নমুনা যাকে আরও সম্মুখে 
সতকঁকিরণ ও অগ্রসর করানো যেত, যদিও তা বর্তমান অবস্থায়ও অন্তর্দৃষ্টি, শিক্ষা 
ও উপদেশ থেকে মুক্ত নয়। 

দ্বিতীয়ত, গ্রন্থের উপক্রমণিকায় ‘অপরাপর ধর্মের ইতিহাসে সংস্কারকের 
স্বল্পতা’ শিরোনামে খৃষ্টবাদ ও হিন্দু ধর্মের সংস্কার ও গুনর্জাগরণের ব্যাপারে কিছু 
নতুন তথ্য যোগ করা হয়েছে। এই দু'টি পরিবর্ধন ভিন্ন এই সংস্করণে কেবল ১ম 
সংস্করণের ভুলক্রটিগুলোর ব্যাপক ও আংশিক সংশোধন করা হয়েছে। 

মুনাজাত করি, আমার এই প্রচেষ্টা আল্লাহর দরবারে কবুল হোক এবং এই 
বিষয় বিন্যাসের পেছনে যে উদ্দেশ্য কাজ করেছে, যা আমি মুখবন্ধে উল্লেখ 
করেছি, তাও পূর্ণতা লাভ করুক। 


ওরা সফর, ১৩৮৯ আবুল হাসান “আলী নদভী 
২১ এপ্রিল, ১৯৬৯ সোমবার দাইরা-ই শাহ্‌ “আলামুন্লাহ্‌ 
রায়বেরেলী 


সুটী 
রেনেমী ও সংস্কার আন্দোলনের আবশ্যকতা এবং ইমামের ইতিহাসে এর ধারাবাহিকতা ২৫ - ৩৯ পৃ. 
জীবন গতিময় ও পরিবর্তনশীল ঃ মুসলিম উল্মাহুর যুগটি ছিল সর্বাধিক পরিবর্তনশীলঃ 
ইসলামের স্থায়িত্ব ও ধারাবাহিকতা বজায় রাখার জন্য গায়বী ব্যবস্থাপনা ৪ ইসলামের 
জীবন সম্তার ওপর হামলা ৪ ধর্মের জন্য জীবিত ব্যক্তির প্রয়োজন ৪ ইতিহাসের লুগ্ত-প্রায় 
উৎস ৪ ইসলামের উত্তরাধিকার । 


প্রথম অধ্যায় £ 

হিজরীর প্রথম শতাব্দীর সার পয়াস এবং হযরত ওমর ইবন ‘আবদুল 'আবীয(র্ট--. ৪০-৬২ পৃ 

-উমায়্যা যুগে জাহিলী প্রবণতা ও প্রভাব ৪ উমায়্যা যুগের ধর্মীয় ব্যক্তিত্ব এবং তীদের 
চারিত্রিক প্রভাব £ বিপ্লবী হুকুমতের প্রয়োজনীয়তা ঃ তার বিপদরাজি $ হযরত ওমর ইবৃন 
‘আবদুল ‘আযীয (র) খলীফা পদে অধিষ্ঠিত £ খিলাফত লাভের পরবর্তী জীবন £ 
বিপ্লবাত্মক সংস্কার $ আমল-আখলাকের প্রতি মনোনিবেশ ৪ ইলৃম ও সুন্নাহ পুনজীবিনে 
তীর ভূমিকা £ কতিপয় পত্র ও ফরমান ৪ ইসলামের প্রচার ও প্রসারের দিকে মনোনিবেশ 
£ হযরত ওমর ইব্‌ন “আবদুল ‘আযীয (র)-এর সংস্কারের প্রভাব ও প্রতিক্রিয়া £ তার 
জীবনের মুল্যবান সম্পদ 8 ওমর ইবৃন ‘আবদুল ‘আযীয (র)-এর ওফাত। 


দ্বিতীয় অধ্যায় ৪ 

দ্বিতীয় শতাব্দীর সংস্কার প্রচেষ্টা এবং হযরত হাসান বসরী (র) ৬৩ -৭৮ পৃ. 

মুসলিম উম্মাহর নৈতিক ও চারিত্রিক অবনতি এবং তাদের ঈমানী দুর্বলতা ৪ 
ভাবি'ঈদের দাওয়াত ৪ হাসান বসরী রে)-এর ব্যক্তিত্ব এবং দা“ঈ হিসাবে তার যোগ্যতা 
৪ হাসান বসরী (র)-এর ওয়াজ £ তার সত্য-কথন ও নির্ভীকিতা £ ইসলামী হুকুমতে 
নিফাক-চিহ্ন, মুনাফিকী ও মুনাফিকদের নিশানদিহী ৪ হাসান বসরী রে)-এর ওফাত এবং 
তার জনপ্রিয়তা ৪ হুকুমতে বিপ্লব সাধনের প্রয়াস। . 
তৃতীয় অধ্যায় ৪ 

আব্বাসীয় খিলাফত এবং ধৰ্মীয় দাওয়াত ও আলোচনা ৭৯-৮২পৃ. 

‘আব্বাসীয় খিলাফত ও তার প্রভাব ৪ বাগদাদে আল্লাহ্‌র দা'ঈ। 


চতুর্থ অধ্যায় ৪ 
হাদীছ ও ফিক "হ্‌ সংকলন ৮৩ ৯৩ পৃ. 
মুসলিম উন্মাহ্‌র দুটো তাৎক্ষণিক প্রয়োজন $ হাদীছ সংগ্রহ ও সংকলন £ 
মুহাদ্দিছীনে কিরামের উন্নত মনোবল এবং কঠোর পরিশ্রম ঃ আসমাউ'র- রিজালশান্্র ৪ 
মুহাদ্দিছীনে কিরামের সতর্কতা ও আমানতদারী £ স্মৃতি শক্তি ৪ দরস মজলিসে লোকের 
ভীড় ৪ ফিক্‌-হুশান্্র সংকলন ঃ ইমাম চতুষ্টয় ও তাদের বৈশিষ্ট্য £ ইমাম চতুষ্টয়ের 
শিব্য-শাগরিদ ও খলীফাবৃন্দ 8 ফিক "হ সংকলনের ফায়দা জা 


(উনিশ) 
ভূমিকা ৪ 


কি), 


পঞ্চম অধ্যায় 8 
খাল্ক*-ই কুরআনের ফিতনা এবং ইমাম আহমদ ইব্‌ন হাম্বল (র) ৯৪ -১১২ পৃ. 
ধশী দর্শন এবং তীর সত্তা ও গুণাবলী সংক্রান্ত বাহাছ ৪ মু'তাধিলাদের উত্থান ৪ 
ইমাম আহমদ ইবৃন হাম্বল (র) : ফিতনা-ই-খাল্কে' কু'রআন £ বিপদ-আপদ ও 
পরীক্ষার মাঝে ইমাম আহমদ (র) : আহমদ রে)-এর মুখে ঘটনার বিস্তারিত বিবরণ ৪ 
তুলনাহীন ইচ্ছাশক্তি ও দৃঢ়তা £ ইমাম আহমদ (র)-এর গৌরবময় কৃতিত্ব ও অবদান 
এবং তার বিনিময় ৷ - 
ষষ্ঠ অধ্যায় ৪ 
মুদ্তাধিলা ফিতনা এবং ইমাম আবুল হাসান আশ জারী ও তাঁর অনুসারীবৃন্দ ১১৩ -১২৭ পৃ. 
মু’তাযিলাবাদের পান্তিত্যসুলভ ক্ষমতা এবং তাদের প্রভাব-প্রতিক্রিয়া ৪ সুন্নাহর 
মর্যাদা ও সন্ত্রম রক্ষার জন্য একজন মহান ব্যক্তিত্বের প্রয়োজন £ ইমাম আবুল হাসান 
আশ‘আরী (র)-এর তবলীগী প্রেরণা ও সত্য বিশ্লেষণ ৪ তীর মানুসিক যোগ্যতা ও 
জ্ঞানের পরিপূর্ণতা $ আবুল হাসান আশ'আরীর পথ ও মত এবং তীর খেদমত ঃ রচিত 
্রস্থাদি ৪ ইবাদত ও তাক্‌'ওয়া ৪ ওফাত £ ইমাম আবূ মনসূর মাতুরিদী £ আশআরী _ 


অনুসারী ‘উলামা এবং তীদের জ্ঞানগত প্রভাব। 
সপ্তম অধ্যায় $ 

‘ইলমে কালামের অবনতি, দর্শন ও বাতেনী মতবাদের বিকাশ এবং একজন 
নতুন মুতাকাল্লিমের আবশ্যকতা ১২৮ -১৩৭ পূ. 


“ইলমে কালামের ব্রিপথগমন ও অধঃপতন $ দর্শনের আরব অনুবাদক ও ভাব্যকার ৪ 
জামা‘আতে ইখওয়ানু'স-সাফা ও তাদের পুস্তিকাসমূহ £ মু'তাধিলা ও দার্শনিকদের 
মধ্যকার পার্থক্য ৪ বীতেনী মতবাদের ফেতনা $ জাহির ও বাঁতেনের বিভ্রম ৪ নবূওতে 
মুহাম্মাদীর বিরুদ্ধে বিদ্রোহ $ একজন নতুন ব্যক্তিত্বের প্রয়োজনীয়তা । 
অষ্টম অধ্যায় £ 

ইমাম গাযালী রে) ৩৮ - ২০৩ পৃ. 

' শিক্ষা লাভ ও জ্ঞানের উচ্চমার্গে আরোহণ £ এগার বছরের চলমান জীবন এবং এর 
অভিজ্ঞতা £ জনসমাবেশের দিকে প্রত্যাবর্তন ৪ ইমাম (র)-এর সংস্কার ও ইসলামী 
পুনর্জাগরণমূলক কাজ ঃ তাহাফতুল ফালাসিফার প্রভাব 8 বাতেনী মতবাদের ওপর 
হামলা $ জীবন ও সমাজের ইসলামী পর্যালোচনা ৪ ‘ইহ'য়া’ উলুমুদ্দীন ৪ পর্যালোচনা ও 
হিসাব নিকাশ ৪ “উলামা ও ধার্মিক ব্যক্তিবর্গ £ সুলতান ও শাসন কর্তৃতে সমাসীন 
ব্যক্তিবর্গ ঃ আত্মজিজ্ঞাসা ৪ ইহ "য়াউ'ল-‘উলুমুদ্দীন-এর সমালোচনা ঃ ইমাম গাধালী ও 
‘ইলমে কালাম $ অধ্যাপনার জন্য পুনরায় অনুরোধ এবং ইমাম গাযালী কর্তৃক 
অক্ষমতা জ্ঞাপন $ বাকী জীবন ও মৃত্যু ৪ ইমাম গাযালী (র)-এর দু'টি বৈশিষ্ট্য ৪ 
সুসলিম বিশ্বে ইমাম গাযালী €র)-এর প্রভাব ঃ সাধারণ দাওয়াত ও উপদেশ 
প্রদানের আবশ্যকতা এবং সাধারণ সংক্কার ও বাগদাদের দাঈ-র জ্ঞানগত 
যোগ্যতা ৪ বাগদাদের দু'জন দা'ঈ। 


একু) 


নবম অধ্যায় ৪ 

হযরত শায়খ “আবদুল কাদির জিলানী রে) - ২০৪-২৩১ পৃ. 

শিক্ষা ও পরিপূর্ণতা £ ইসলাহ ও ইরশাদ,ঃ তীর প্রতি জনগণের আকর্ষণ ৪ 
প্রশংসনীয় গুণাবলী ও চরিত্র ৪ মুর্দা দিল জীবিতকরণ ঃ শিক্ষাদান কার্যে কর্মব্যস্ততা ও 
অন্যান্য খিদমত ৫ দৃঢ়তা প্রদর্শন ও পর্যবেক্ষণ ৪ তাফবীদ এবং তওহীদ ৪ আল্লাহ্‌র সৃষ্ট 
জগতের প্রতি স্নেহ 8 হযরত শায়খ-এর যুগ পরিবেশ ঃ ওয়া'জ ও খুতবা ঃ নির্ভেজাল 
তওহীদ এবং আল্লাহ ভিন্ন সকল শক্তির অস্তিত্হীনতা ৪ পরাভূত ও পর্যুদস্ত দিলের 
সান্তনা ৪ দুনিয়ার সত্যিকার মর্যাদা ও অবস্থান ৪ খলীফা ও সমসাময়িক শাসকদের 
সমালোচনা $ দীন (দীন ইসলাম)-এর জন্য অন্তর্জীলা ও উৎকণ্ঠা ৪ বায়'আত ও 
তরবিয়ত £ যুগের ওপর প্রভাব $ ওফাত। 


দশম অধ্যায় £ 

“আল্লামা ইবন জওষী (র) ২ ২৩২০ ২৫৯ পৃ. 

প্রাথমিক অবস্থা এবং “ইলম হাসিল £ হাদীছ লিখবার ক্ষেত্রে গভীর আত্মনিবিষ্টতা ৪ 
অধ্যয়নের আগ্রহ ৪ গ্রন্থ প্রণয়ন ও গভীর পাণ্ডিত্য £ তাকওয়া ও “ইবাদতের প্রতি আগ্রহঃ 
“বাহ্যিক সৌন্দর্য ও গুণাবলী ৪ তীর উচ্চ আশা-আকাংখা ও ব্যাপক জ্ঞানের অধিকারী 
হবার প্রতি আগ্রহ £ ওয়া'জ মাহফিল ও তার প্রভাব ৪ তীর সমালোচনা ৪ 
সায়দু'ল-খাতিরঃ সাধারণ ঘটনা থেকে বিরাট ফলাফল £ জীবনের ঘটনাবলী এবং 
নফসের সংগে কথোপকথন ঃ প্রাচীন বুযুর্গদের (সলফ-ই-সালিহীন) জীবনী অধ্যয়নের 
আবশ্যকতা $ মুসলিম উম্মাহর নেককার ও সালিহ লোকদের জীবনচরিত £ ইতিহাসের 
গুরুত্ব £ এতিহাসিক রচনাবলী £ সম্বোধন, সম্ভাষণ ও বাগ্মিতা ৪ ওফাত! 


একাদশ অধ্যায় £ 

নুরুদ্দীন খংগী এবং সালাহুদ্দীন আয়্যুখী -২৬০-২৯৬ পৃ. 

ক্রুসেড যুদ্ধ £ মুসলিম জাহানের ওপর নয়া দুর্যোগ ৪ আতাবেক “ইমাদুদ্দীন যংগী ৪ 
আল-মালিকু'ল-‘আদিল নূরুদ্দীন যংগী ৪ নুরদ্দীন যংগীর প্রশংসনীয় গুণাবলী ৪ জিহাদের 
প্রতি আগ্রহ এবং তার ঈমান ও ইয়াকশীন ৪ সুলতান সালাহুদ্দীন আয়্যুবী £ জীবনের পট 
পরিবর্তন ৪ জিহাদের প্রতি অনুরাগ $ হিত্তীনের চূড়ান্ত যুদ্ধ ৪ সুলতানের ধর্মীয় আবেগ ও 
মর্ধাদাবোধ $ বায়তু'ল-মুকাদ্দাস জয় ৪ ইসলামী চরিত্রের প্রদর্শনী ৪ ক্রুসেডারদের ' 
সয়লাবঃ সন্ধি এবং সুলতানের মিশনের পূর্ণতা সাধন ৪ ওফাত ঃ দরবেশ চরিত্রের 
সুলতান $ সর্বোত্তম চরিত্র-আখলাক ৪ পুরুষোচিত গুণাবলী $ “ইলম ও ফযীলত ৪ 
ফাতিমী হুকুমতের অবসান ৪ সুলতান সালাহুদ্দীনের দ্বিতীয় উল্লেখযোগ্য কৃতিত্ব । 


বোইশ) 


দ্বাদশ অধ্যায় 
শায়খুল-ইসলাম “ইয্যুদ্দীন ইব্‌ন “আবদুস সালাম রে) -২৯৭-৩১৫ পৃ. 
জ্ঞানণত শ্রেষ্ঠত্‌ 8 সিরিয়ার বাদশাহ্‌র সুকাবিলায় নিতীকিতা ও দৃঢ়তা প্রদর্শন ৪ 
শায়খ (র)-এর স্পষ্ট ভাষণ ও নিভীকিতা প্রদর্শন 8 ফিরিংগীদের সংগে জিহাদ ঃ জিহাদের 
ব্যয় নির্বাহের জন্য শায়খ (র)-এর ইন্তেজাম £ সালতানাতের আমীরদের নীলাম $ শায়খ 
“ইযযুদ্দীন এবং মিসরের সুলতানকুল ঃ চারিত্রিক বৈশিষ্ট্য 8 আমরু বি'ল-মা'রূফ ওয়া 
নাহী “'আনি'ল-সুনকার সম্পর্কে শায়খ (র)-এর রচনাবলী ৪ ওফাত । 


ত্রয়োদশ অধ্যায় 8 
তাতারী ফিতনা ৪ নবতর সঙ্কটের সুখে ইসলাম - ৩১৬-৩৫১ পৃ. 
তাতারী হামলা ও তার পটভূমি £ তাতারী আক্রমণের আওতায় মুসলিম 
প্রাচ্য-ভূখণ্ডঃ বাগদাদ ধ্বংস ৪ তাতারীদের মধ্যে ইসলাম প্রচার । 


চতুর্দশ অধ্যায় ৪ 

মওলানা জালালুদ্দীন রূমী রে) - ৩৪৮-৪৩৭ পৃ. 

‘ইলমে কালাম ও বুদ্ধিবৃত্তির সঙ্কট £ অন্তর-মানসের অধিকারী মুতাকান্লিমের 
প্রয়োজন ৪ সংক্ষিপ্ত অবস্থা ৪ নাম ও পিতৃ পরিচয় ৪ মওলানার জন্ম ও প্রাথমিক শিক্ষা ৪ 
বল্খ থেকে পিতার হিজরত ঃ মওলানার কাউনিয়া উপস্থিতি £ মওলানার শিক্ষা সফর ও 
কর্মব্যস্ততাঃ অবস্থার বিপ্লবাত্মক পরিবর্তন ৪ মওলানার সংগে সাক্ষাৎ এবং বিরাট 
পরিবর্তন ৪ ব্যাপক আলোড়ন সৃষ্টি  শাম্‌স-এর অন্তর্ধান ৪ মওলানার অস্থিরতা এবং 
শাম্স-এর প্রত্যাবর্তন £ শামুস-এর দ্বিতীয় অন্তর্ধান ৪ সিরিয়া সফর এবং সন্ধান লাভ ঃ 
শায়খ সালাহুদ্দীন যরকৃব ঃ চিল্পী হুসামুদ্দীন ৪ মছনবী প্রণয়ন $ সাথী নির্বাচনের কারণ ৪ 
চরিত্র ও বৈশিষ্ট্য 8 রিয়াযত ও মুজাহাদাঃ সালাতের অবস্থা ৪ বুহ্দ ও অল্পে তুষ্টি ঃ 
বদান্যতা ও কুরবানী ৪ পরার্থপরতা ও অহংশূন্যতা £ হালাল উপার্জন ৪ দুনিয়াদারদের 
সংশ্ৰব বর্জন। 

মছনবী £ তার জ্ঞানগত ও সংক্কারমূলক অবস্থান ও পয়গাম 

বুদ্ধিবৃত্তি ও জাহির পরস্তীর সমালোচনা ৪ ইশ্ক-এর দাওয়াত ৪ অন্তর-রাজ্য ৪ 
মানবতার স্থান ৪ আমলের দাওয়াত ৪ 'আকাইদ ও “ইলমে কালাম £ আল্লাহ্র অভিত্‌ 8 
মছনবীর প্রভাব। 


-০9- 


সংগ্রামী সাধকদের ইতিহাস 


প্রথম খণ্ড) 


ভূমিকা 


EL 


রেনেসা ও সংস্কার আন্দোলনের আবশ্যকতা এবং ইসলামের 
ইতিহাসে এর ধারাবাহিকতা 


জীবন গতিময় ও পরিবর্তনশীল . 
ইসলাম আল্লাহ্‌ তা'আলার শেষ পয়গাম এবং তা সামগ্রিকভাবে ও 
পরিপূর্ণরূপে দুনিয়ায় এসেছে। ইসলাম সম্পর্কে ঘোষণা করা হয়েছে ৪ 
«ts LET 5০০০ লও 5 CLES ০ অন্ত লা 
“আজ তোমাদের জন্য তোমাদের দীন পূর্ণাঙ্গ করলাম, তোমাদের ওপর 
আমার নিয়ামত পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের দীন হিসাবে মনোনীত 
করলাম।” 
আল্লাহ্র দীন একদিকে যেমন পূর্ণাঙ্গ, অন্যদিকে এটাও বাস্তব সত্য যে, 
জীবন গতিময় ও পরিবর্তনশীল এবং এর যৌবন চিরনিত্য । 
৫5০৩ aA 51৬৯ (5০৯ 4০144 বিলি olay 
এই নিত্য প্রবহমান ও চিরযৌবনা জীবনের সঙ্গ দেবার এবং তাকে পথ 
প্রদর্শনের জন্য আল্লাহ্‌ তা'আলা সর্বশেষ দীন পাঠিয়েছেন_- তার বুনিয়াদ যদিও 
“চিরন্তন “আকীদা ও বাস্তব সত্যে”র ওপর, কিন্তু তথাপি তা জীবন রসে ভরপুর 
এবং গতিময়তা তার অস্থিমজ্জায় অনুপ্রবিষ্ট । তার ভেতর আল্লাহ্‌ তা'আলা এই 
যোগ্যতাও প্রদান করেছেন, যেন সে সকল অবস্থায় দুনিয়াকে পথ দেখাতে পারে 
এবং প্রতিটি মনধিলে পরিবর্তনশীল মানবতার সাথে তাল মিলিয়ে চলতে পারে। 
সে বিশেষ কোন যুগের এমন কোন নির্মীণ-শাস্ত্র নয় যা সেই যুগের স্থৃতিচিহ্নের 
ভেতর সংরক্ষিত---বরৎ তা এমন একটি জীবন্ত দীন যা সর্বজ্ঞ, সর্বোত্তম ও 
ন্যায়-বিচারক শিল্পীর শিল্প-নৈপুণ্যের সর্বোত্তম নমুনা! 
Ny: 0581-051 ১0) 285 এ15 
“প্রবল পরাক্রমশালী জ্ঞানীর এটাই নির্ধারিত পরিমাপ ।”- সুরা আন'আম £১২ 
Ms: Jal ৪5 08 SET gH all ৮১০ 
- সুরা আন-নমল ৪ ৮৮ 


২৬ | সংগ্রামী সাধকদের ইতিহাস 


মুসলিম উম্মাহ্র যুগটি ছিল সর্বাধিক পরিবর্তনশীল 

এই দীন যেহেতু শেষ ও বিশ্বজয়ী দীন এবং এই উন্মাহ্‌ যেহেতু শেষ ও 
বিশ্বজয়ী উন্মাহ্‌- সেজন্য এটা অত্যন্ত স্বাভাবিক যে, দুনিয়ার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে 
ছিটিয়ে থাকা মানুষও বিভিন্ন যুগের সঙ্গে এই উম্মাহর সম্পর্ক থাকবে এবং তাকে 
এমন সব দ্বন্দ ও সমস্যা-সঙ্কটের মুকাবিলা করতে হবে যা বিশ্বের ইতিহাসে অপর 
কোন জাতিকে করতে হয়নি। এই উন্মাহকে যে যুগ দেওয়া হয়েছে- সে যুগ 
সর্বাধিক পরিবর্তনশীল ও বিপ্লবপূর্ণ এবং তার অবস্থার মাঝে যতখানি নিত্য নতুন 
সৃষ্টিশীলতা রয়েছে (£555) তা অতীতের কোন যুগেই দৃষ্টিগোচর হয় না। 


ইসলামের স্থায়িত্ব ও ধারাবাহিকতা বজায় রাখার জন্য গায়বী ব্যবস্থাপনা 

পরিবেশের প্রভাবের সুকাবিলা ও স্থান-কালের পরিবর্তন থেকে নিজেদের মুক্ত 
রাখার সুবিধার্থে আল্লাহ্‌ তা'আলা এই উম্মাহকে দু'টি বিশেষ দানে ভূষিত 
করেছেন । প্রথমত, হযরত রাসূলুল্লাহ সো) এমন একটি পরিপূর্ণ ও জীবন্ত শিক্ষা 
দান করেছেন যা প্রতিটি ছন্দ ও সঙ্কট এবং প্রতিটি পরিবর্তনকে অত্যন্ত সহজভাবে 
যোগ্যতা বিদ্যমান৷ দ্বিতীয়ত, তিনি এও নিজ দায়িত্বে খহণ করেছেন যে, (এ 
যুগের ইতিহাস এর সাক্ষ্য দেয়) তিনি এই জীবন্ত ধর্মকে রক্ষা বা উজ্জীবিত করতে 
প্রতিটি যুগে এমন সব জীবন্ত ব্যক্তিত্ব দান করবেন যীরা এঁসব রেখে যাওয়া 
শিক্ষামালাকে জীবনের মাঝে স্থানান্তর করতে থাকবেন এবং ব্যক্তিগত অথবা 
সমষ্টিগতভাবে এই ধর্মকে জীবন্ত ও এই উম্মাহকে কর্মতৎপর রাখবেন। এই ধর্মে 
ব্যক্তি সৃষ্টি করার এই যে যোগ্যতা ও শক্তি- তা এর আগে অপর কোন ধর্মে 
পরিলক্ষিত হয়নি। এই উল্মাহু বিশ্ব-ইতিহাসে যেভাবে “সম্ভান-প্রসবিনী" প্রমাণিত 
হয়েছে, দুনিয়ার অন্য কোন উম্মাহ ও জাতিগোষ্ঠীর ভেতর তার নজীর মেলা ভার। 
এটা আকস্মিক কোন ব্যাপার নয়, বরং আল্লাহ্‌র একটি বিশেষ অবদান যে, যে 
যুগে যেরূপ যোগ্যতা ও শক্তিসম্পন্ন লোকের দরকার ছিল এবং যে বিষের জন্য যে 
বিধহরের প্রয়োজন ছিল তা এ উম্মাহকে দান করা হয়েছে। 


ইসলামের জীবনসত্তার ওপর হামলা 
শুরু থেকেই ইসলামের জীবনসত্তা ও তার অঙ্গ-প্রত্যঙ্গের ওপর এমন সব 
হামলা এসেছে যার ধকল সহ্য করা অন্য কোন মযহাবের পক্ষেই সম্ভব ছিল না। 


ভূমিকা ২৭ 


পৃথিবীর অপরাপর ধর্ম, যে সব ধর্ম নিজ নিজ যুগে বিশ্ব জয় করেছিল- এর 
তুলনায় স্বল্পতর আঘাতও সহ্য করতে পারেনি এবং সে সব ধর্ম নিজের অস্তিতুই 
আজ খুইয়ে বসেছে। কিন্তু ইসলাম তার সকল প্রতিপক্ষকেই পধুদস্ত করেছে এবং 
নিজ স্বরূপেই টিকে আছে। একদিকে বাতেনী ফেরকা ও তার শাখা-প্রশাখা 
ইসলামের মূল প্রাণসত্তা ও তার নেজামে “আকীদার জন্য যেমন ছিল ভয়াবহ- 
তেমনি ভয়াবহ ছিল মুসলমানদের জড়ে-মূলে উৎখাত করবার জন্য ক্রুসেডারদের 
অভিযান ও ভাতারীদের হামলা । দুনিয়ার অন্য কোন ধর্ম হলে এ পরিস্থিতিতে সে 
তার নিজস্ব সকল বৈশিষ্ট্যই খুইয়ে বসত এবং একটি কাহিনী হিসাবে ইতিহাসের 
পাতায় স্থান গেত। কিন্তু ইসলাম এসব অভ্যন্তরীণ ও বহিরাক্রমণ বরদাশত 
করেছে। সে কেবল তার নিজ অস্তিত্বই বজায় রাখেনি, বরং জীবনের ময়দানে 
নিত্য নতুন বিজয় লাভও করেছে। বিকৃতি ও মনগড়া ব্যাখ্যা, নতুন প্রথা-পদ্ধতির 
উদ্ভাবন, অনারবীয় প্রভাব-প্রতিপত্তি, শিরকমূলক কর্মকাণ্ড ও প্রথা-পদ্ধতি, 
বস্তু-পূজা, আত্মপূজা, বিলাসপরায়ণতা, ইলহাদ ও ধর্মহীনতা, বুদ্ধিবৃত্তি পূজা 
প্রভৃতি ইসলামের ওপর বারবার হামলা করেছে, এমন কি কখনো কখনো মনে 
হয়েছে, আর বুঝি ইসলাম এইসব আক্রমণের মুখে নিজের অস্তিত্ব রক্ষা করতে 
পারল না, এই বুঝি সে আত্মসমর্পণ করে বসল! কিন্তু মুসলিম উন্মাহ্র সচেতন 
বিবেক ও আত্মমর্ষাদাবোধ আত্মসমর্পণের ধারে কাছে না গিয়েও নিজেদের অস্তিত্ব 
বজায় রেখেছে। ইসলামের প্রাণসত্তা কখনো বিলীন হয়ে যায়নি। প্রতিটি যুগেই 
এমন সব ব্যক্তির জন্ম হয়েছে ধারা সব রকমের বিকৃতি ও মনগড়া ব্যাখ্যার পর্দা 
উন্মোচন করেছেন এবং ইসলামের হাকীকত ও খালেস দীনকে উজ্জ্বলতর রূপে 
ফুটিয়ে তুলেছেন! তারা বিদআত ও অনারবীয় প্রভাব-প্রতিপত্তির বিরুদ্ধে 
আওয়াজ তুলেছেন, রসূল করীম (সা)-এর সুন্নাহ্‌ তথা বাস্তব জীবনাদর্শের প্রতি 
সর্বাত্মক সমর্থন ঘোষণা করেছেন, বাতিল ও ভ্রান্ত “আকীদা-বিশ্বাস সাহসিকতার 
সঙ্গে প্রত্যাখ্যান করেছেন, শির্ুকমূলক কর্মকাণ্ড ও আচার-প্রথার বিরুদ্ধে প্রকাশ্য 
জিহাদ ঘোষণা করেছেন, বন্তুবাদ ও আত্মপূজার ওপর চরম আঘাত হেনেছেন, 
বিলাসপরায়ণতা ও স্বীয় যুগের “মুতরাফীন” (০:২১২)১-এর ভীষণ নিন্দাবাদ 
বুদ্ধিবৃত্তির মায়াবী জাল ছিন্নভিন্ন করেছেন এবং ইসলামের ভেতর নতুন প্রাণশক্তি 
ও কর্মপ্রেরণা এবং নতুন ঈমান ও প্রাণস্পন্দন সৃষ্টি করেছেন। এ সমস্ত ব্যক্তি 


১, গত নট ০827555 
“মুতরাফীন' বলা হয়। -অনুবাদক 


২৮ সংগ্রামী সাধকদের ইতিহাস 


মেধা, জ্ঞান, চরিত্র ও আধ্যাত্মিকতার দিক দিয়ে স্বীয় যুগের বিশিষ্টতম ব্যক্তি 
ছিলেন এবং শক্তিশালী ও আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। জাহিলিয়াত ও 
গোমরাহীর নিত্য নতুন অন্ধকারের জন্য তাদের নিকট কোন না কোন “শুভ্র 
করেছেন। ফলে সত্য প্রকাশ্য দিবালোকে উদ্ভাসিত হয়েছে। এ থেকে পরিফার 
বোঝা যায় যে, আল্লাহ তা“আলারই ইচ্ছা হ'ল এই দীনের হেফাজত করা এবং 
বিশ্ববাসীর পথ প্রদর্শনের সেই কাজ এই উম্মাহর মাধ্যমেই সম্পন্ন করা, যে কাজ 
তিনি অতীতে জীবন্ত নবুওয়াতের মাধ্যমে সম্পন্ন করতেন অর্থাৎ আল্লাহ তা'আলা 
অতীতে যে কাজ আদ্বিয়ায়ে কিরামের দ্বারা নিতেন- এখন তা রসূল (সা)-এর 
গ্রতিনিধিবর্গ এবং উম্মতের মুজাদ্দিদ ও সংক্কারকদের দ্বারাই নেবেন। 


অন্যান্য ধর্মে মুজাদ্দিদ-এর স্বল্পতা 

বিশ্বের অন্য্যান্য ধর্মে এমন উল্লেখযোগ্য ব্যক্তিত্বের স্বল্পতা পরিলক্ষিত হয় 
যারা এসব ধর্মে নতুন প্রাণস্পন্দন এবং তীর অনুসারীদের মধ্যে নতুন জীবন সৃষ্টি 
করতে পারেন। তাদের ইতিহাসে শত সহস্র বছরের এমনও শূন্যতা দৃষ্টিগোচর হয় 
যেখানে উক্ত ধর্মের এমন কোন সংক্কারকের আবির্ভাব হয়নি যিনি উক্ত ধর্মকে 
বিকৃতি ও বিদ'আতের নেবাবিষৃত প্রথা-পদ্ধতির) বেড়াজাল থেকে মুক্ত করবেন, 
তার হাকীকত তথা বাস্তবতাকে প্রকাশ্যে তুলে ধরবেন, প্রকৃত দীন ও ঈমানী 
হাকীকতের দিকে পূর্ণ শক্তিতে দাওয়াত দেবেন, রসম ও রেওয়াজের বিরুদ্ধে 
প্রকাশ্যে প্রতিবাদ জ্ঞাপন করবেন, বস্তুবাদ ও আত্মপূজার বিরুদ্ধে জিহাদ করবার 
জন্য কোমর বেঁধে ময়দানে অবতরণ করবেন এবং স্বীয় যাকীন, সত্য-সুন্দর 
আধ্যাত্মিকতা ও সীমাহীন কুরবানী দ্বারা উক্ত ধর্মের অনুসারীদের মধ্যে নতুন 
প্রাণম্পন্দন সৃষ্টি করবেন। 

এর সর্বাপেক্ষা বড় উদাহরণ হ'ল খৃষ্ট ধর্ম। খৃষ্ট ধর্ম স্বীয় যুগের সূচনায় অর্থাৎ 
খৃষ্টীয় প্রথম শতাব্দীর প্রথমার্ধেই এমন বিকৃতির শিকার হ'ল যার নজীর সে যুগের 
কোন ধর্মের“ইতিহাসে মেলে না৷ খৃষ্ট ধর্ম পরিষ্কার ও নির্ভেজাল একটি তওহীদী 
ধর্ম থেকে এমন একটি মুশরিক ও পৌত্তলিকতাবাদী ধর্মে রূপান্তরিত হয় যাকে 
বর্তমানে শ্রীক-দর্শন ও বৌদ্ধ চিন্তাধারার সংমিশ্রণ বলাই ভাল । এখানে লক্ষণীয় 
বিষয় হ'ল, এসব কিছু হয়েছে খৃষ্ট ধর্মের সর্বাপেক্ষা বড় অনুসারী ও প্রচারক সেন্ট 
পল (১০-৬৫ ‘ঈসায়ী)-এর হাতে ৷ আর প্রকৃতপক্ষে এ পরিবর্তন ছিল এক আত্মা 
থেকে অপর আত্মায়, এক কাঠামো থেকে অপর কাঠামোয়, এক বিধি-ব্যবস্থা 


1 


ভূমিকা ২৯ 


থেকে অপর বিধি-ব্যবস্থার দিকে এমন একটি উল্লক্ষনের সমার্থক যার ভেতর 
প্রথম কাঠামো থেকে স্রেফ নাম এবং কতক প্রথা-পদ্ধতির সমন্বিত রূপই অবশিষ্ট 
থেকে গিয়েছিল। একজন খৃষ্টান মনীষী 00996 De Bunsen) এই বিপ্লব ও 
পরিবর্তনের কথা বর্ণনা করতে গিয়ে লিখেছেন : 
যে ধর্ম-বিশ্বাস ও বিধি-ব্যবস্থার বর্ণনা আমরা বাইবেলে পাই- তার দা'ওয়াত 
হযরত মসীহ (‘আ) কখনোই তীর বাণী ও কর্মের দ্বারা দেননি ।.এই মুহূর্তে 
খৃষ্টান, য়াহুদী ও মুসলমানদের মধ্যে যে মনোমালিন্য বিদ্যমান, এর যিদ্মাদার 
হযরত “ঈসা (আ) নন, বরং এজন্য খৃষ্টান বেদীন পলই দায়ী। এসব কিছুই 
পবিত্র গ্রন্থের বিকৃতি ও কাঠামোগত পরিবর্তন-পরিবর্ধনের পন্থায় ব্যাখ্যা- 
বিশ্লেষণ এবং পবিত্র গ্রন্থের ভবিষ্যদ্বাণী ও উপমা-উৎ্প্রেক্ষা ছারা পূর্ণ করারই 


ফল। পল ঈসানীয় (556150) ধর্মের প্রচারক স্টিফেন (5150105)-এর অন্ধ ' 


আনুগত্য করতে গিয়ে হযরত মসীহ (আ)-এর ধর্মের সঙ্গে বৌদ্ধ ধর্মের 
অনেক রসম-রেওয়াজ জুড়ে দেন। আজ ইঞ্জিলে যে পরস্পরবিরোধী গল্প- 
কাহিনী ও বিবিধ ঘটনা পরিদৃষ্ট হয় এবং যা হযরত “ঈসা আ)-কে তার 
প্রকৃত মর্যাদা থেকে অনেক খাটো করে দেখিয়ে থাকে- তা সবই উক্ত 
পল-এরই সৃষ্টি । হযরত মসীহ (আ) নন, বরং পল ও তার পরবর্তীতে আগত 
পাদরী ও ধর্মযাজকগণ সেই সরব ধর্ম-বিশ্বাস ও বিধি-ব্যবস্থা প্রণয়ন করেন 
যাকে গোড়া খৃষ্টান জগত অষ্টাদশ শতাব্দী থেকে নিজেদের ধর্ম-বিশ্বাসের 
বুনিয়াদ হিসাবে অভিহিত করে আসছে।১ 
খৃষ্ট ধর্ম দীর্ঘ কয়েক শতাব্দী যাবত এবং অদ্যাবধিও পলের এই 
উত্তরাধিকারতৃকে বুকে উঠিয়ে রেখেছে এবং এই সময়পর্বে খৃষ্টান জগতে এমন 
কোন ব্যক্তিত্বের আবির্ভাব ঘটেনি- যিনি খৃষ্ট ধর্মকে বাইরের এই সব ধার করা ও 
অবাস্তব বিধি-বিধান থেকে মুক্ত করবেন এবং সেই বিন্দুর দিকে প্রত্যাবর্তনের 
প্রয়াস চালাবেন যেই বিন্দুর ওপর হযরত মসীহ ('আ) এবং তার একনিষ্ঠ খলীফা 
ও ভক্ত অনুসারীরা অবস্থান নিয়েছিলেন। শতাব্দীর পর শতাব্দী চলে গেল, অথচ 
এমন কোন ব্যক্তির আগমন ঘটল না যিনি খৃষ্ট ধর্মের সেই সব নতুন ও বর্ধিত 
অংশকে মূল অংশ থেকে পৃথক করতে পারেন। শেষাবধি খৃষ্টীয় পঞ্চদশ 
শতাব্দীতে জার্মানীতে মার্টিন লুথার (04. [710757)-এর জন্ম হল। তিনি কতক 
খুঁটিনাটি সমস্যার ক্ষেত্রে কিছুটা সীমিত ধরনের সংস্কার সাধন করেন। এটা এমন 
কিছু মূল্যবান ও ব্যাপক সংস্কার ছিল না কিংবা খৃষ্ট ধর্মের ভুল গতি ও তার 


1. Islam or true Christianity—p. 128. 


৩০ সংগ্রামী সাধকদের ইতিহাস 


বিপথগামিতার বিরুদ্ধে কোন বিদ্রোহও ছিল না অর্থাৎ খৃষ্ট ধর্মের প্রায় পনেরটি 
শতাব্দী বিপ্রবাত্বক বুনিয়াদী ও সকল ধর্ম-সংক্কারের আন্দোলন থেকে মুক্ত থাকল 
এবং এই সময়ে কোন সৎ প্রচেষ্টাই পুরোপুরি কার্যকর ও ফলপ্রসূ প্রমাণিত হল না। 
খৃষ্টান মনীধিগণও এ কথা স্বীকার করেছেন যে, এই দীর্ঘ সময়ে খৃষ্টান জগতে 
যেমন কোন ব্যক্তিত্বের আবির্ভাব হয়নি- তেমনি এমন কোন আন্দোলনেরও 
বিকাশ ঘটেনি যা খৃষ্ট ধর্মের সংস্কার কিংবা পুনর্জাগরণের ক্ষেত্রে উল্লেখযোগ্য 
অবদান রাখতে পারে । 

ইনসাইক্লোপেডিয়া ব্রিটানিকার নিবন্ধকার Mr. J. Bass Mullinger 
লিখেছেনঃ 

আমরা যদি এর কারণ অনুসন্ধান করি যে, ষোড়শ শতাব্দীর পূর্বে ধর্ম সংস্কার 

(Reformation) -এর প্রয়াসে কেন আংশিক সাফল্যও অর্জিত হয়নি- ভাহলে 

কোনরূপ কষ্ট-কল্পনা ছাড়াই বলে দেওয়া যায় যে, এর সর্বাপেক্ষা বড় কারণ 

হ'ল, মধ্যযুগে মেধা অতীতের দৃষ্টান্তের গোলামী থেকে মুক্ত হতে পারেনি ।১ 
অন্যত্র বলেন £ 

চার্চ-সংঙ্কারের কোন সামগ্রিক প্রস্তাব কার্যকর করার ক্ষেত্রে তাদের ধারাবাহিক 

প্রয়াসের ব্যর্থতা যুরোপীয় ইতিহাসের একটি বাস্তব ঘটনা ।২ 
তিনি আরো একটু এগিয়ে গিয়ে বলেন ৪ 

ষোড়শ শতাব্দীর পূর্বে ধর্ম-সংক্কারের ক্ষেত্রে বেশ কয়েকটি উল্লেখযোগ্য 

রকমের প্রয়াস নেওয়া হয়েছিল৷ কিন্তু এর সবগুলোই কোনরূপ বাছবিচার 

ব্যতিরেকে গির্জার নিন্দা ও অভিশাপের শিকারে পরিণত হয় ।৩ 

এরপর এমন কোন দ্বিতীয় ব্যক্তির জন্ম হয়নি যিনি গির্জার কাল্পনিক ও 
মনগড়া মতবাদ ও ধ্যান-ধারণা এবং তাদের জোর-যবরদস্তির বিরুদ্ধে প্রতিবাদ 
করতে পারেন অথবা কমপক্ষে এতটুকু করতে পারেন, যতটুকু লুথার (ভার 
সীমিত কর্মক্ষেত্র ও দুর্বলতা সত্তেও) করেছিলেন । 

‘ মোটকথা, এভাবে খৃষ্ট ধর্ম তার মনোনীত পথ ধরেই ক্রমান্বয়ে চলতে থাকে, 
বরং সঠিকভাবে বলতে গেলে, সেই পথ ধরেই চলতে থাকে যা তার মাথায় 
চাপিয়ে দেওয়া হয়েছিল৷ ফলে গির্জার প্রভাব হ্রাস পায় এবং পরবর্তীকালে তার 
ক্ষমতা ও প্রতিপত্তি একেবারে নিঃশেষ হয়ে যায়। যুরোপে বন্তুবাদের রাজত্ব 
কায়েম হয় এবং তা ধর্মের স্থান দখল করে। পাশ্চাত্যের সকল ধর্ষকেই বস্তুবাদ 
তার পশ্চাতে ঠেলে দেয়। খৃষ্ট ধর্মে এমন কোন ব্যক্তিত্বের আবির্ভাব ঘটেনি, যিনি 


1. Enc. Britannica, Ed. ix. vol. xx. P. 320. 2. G, 321 kO.C:;3. G, 321 kO.C 


ভূমিকা ৩১ 


ES 


এই বস্তুবাদের ধ্বংসকর শক্তিকে রুখে ধর্মকে তার প্রকৃত স্থানে ফিরিয়ে আনতে 
পারেন অথবা খৃষ্টানদের ভেতর স্বধর্মে আস্থা পুনর্বহাল করে তাদের মধ্যে সেই 
রূহানী ও আখলাকী তথা আধ্যাত্মিক, নৈতিক ও চারিত্রিক শক্তি সৃষ্টি করতে সক্ষম 
হন, যা তাদেরকে বন্তুবাদের এই ভীষণ চপেটাঘাত এবং ঈমানী উৎসাহ- 
করতে বাধ্য করতে পারে যা জ্ঞান, নৈতিক চরিত্র ও বিশুদ্ধ খৃষ্টীয় ‘আকীদার ওপর 
স্থিতিশীল এবং যেখানে নতুন যুগের প্রশ্নাদি ও আধুনিক কালের সমস্যা-সংকটের 
সমাধান তারই আলোকে সম্ভব । কিন্তু তা না হয়ে হল এই যে, খৃষ্টান চিন্তাবিদ ও 
মনীষীবৃন্দ খৃষ্ট ধর্মের ভবিষ্যত সম্পর্কে নিজেরাই হতাশ হয়ে পড়লেন এবং ধর্মহীন 
বস্তুবাদের মুকাবিলায় তাদের ভেতর হীনমন্যতা এসে ভর করল । 

এই একই কাহিনীর পুনরাবৃত্তি ঘটে প্রাচ্যের বিভিন্ন ধর্মের বেলায়ও ৷ হিন্দু 
ধর্মও তার আসল রাস্তা থেকে সরে যায়। সে তার অনাড়ম্বরতা ও সহজ-সারল্য 
এবং বিশ্ব-সৃষ্টার সঙ্গে সরাসরি রূহানী সম্পর্ক একেবারে খুইয়ে বসে। নৈতিক 
শক্তিও সে হারিয়ে ফেলে এবং অত্যধিক জটিলতা ও ঘোর-প্যাচের কারণে কেবল 
একটি সুক্ষ্ম ও অবাস্তব দর্শনে পরিণত হয়। ক্রমান্বয়ে তা নির্ভেজাল তওহীদ এবং 
পারস্পরিক সম্পর্ক ও লেন-দেনের ক্ষেত্রে সাম্য- এই দু'টো গুরুত্বপূর্ণ জিনিস 
হাতছাড়া করে ফেলে । এ দু'টোই হচ্ছে সেই গুরুত্বপূর্ণ বুনিয়াদ যার ওপর যে ধর্ম 
কায়েম হবে তার শেকড় হবে মাটির গভীরে সুদৃঢ়ভাবে গ্রোথিত এবং ডালপালা ও 
শাখা-প্রশাখা হবে উন্ক্ত আকাশে বিস্তৃত। 

উপনিষদের লেখকগণ বহু আয়াস স্বীকার করেছেন এই গণ্ডগোলের 
প্রতিবিধানে । অনন্তর তারা সেসব রসম-রেওয়াজ প্রত্যাখ্যান করেন ঘা হিন্দু ধর্ম ও 
হিন্দু সমাজকে পুরোপুরি ঢেকে ফেলেছিল এবং সে স্থলে এমন একটি 
দার্শনিকতামগ্ডিত ও চিন্তাপ্রসূত ব্যবস্থা পেশ করেন যা বহুত্বের মধ্যেও একত্র 
দৃষ্টিভঙ্গির ওপর গ্রতিষ্ঠিত। এই নতুন চিত্র হিন্দু ধর্মের পণ্ডিত মহলে গৃহীত হয়। 
কেননা তীদের প্রবণতা তো প্রথম থেকেই ওয়াহ "দাতু*ল-ওজুদ “হামাউস্ত'-এর 
দিকে ছিল। কিন্তু জনসাধারণ, যাদের চিন্তাশক্তি অত উচ্চমার্ণের ছিল না এবং 
যারা কার্যকর পন্থা ও বাস্তব শিক্ষার অভিলাষী ছিল, তা করুল করেনি । এভাবে 
হিন্দু ধর্ম ক্রমান্বয়ে তার শক্তি ও প্রভাব-প্রতিপত্তি হারাতে থাকে এবং তাতে 
আস্থাহীনতা ও অনিশ্চয়তা দিন দিন বাড়তে থাকে। হিন্দু সমাজের এই অনিশ্চয়তা 
ও অস্থিরতা সম্মুখে অগ্রসর হয়ে বুদ্ধের ব্যক্তিত্ব প্রতিবিধানের পথ খোঁজে । এটা 
খৃ্ট-পূর্ব ষষ্ঠ শতাব্দীর ঘটনা । 


ত২ সঞ্ঘামী সাধকদের ইতিহাস 


বুদ্ধ একটি নবতর চিন্তা; একটি 'নতুনতর ধর্ম [যদি এ ক্ষেত্রে 'ধর্ম' শব্দটির 
প্রয়োগ যথার্থ হয়] পেশ করেন যা ঘর-সংসার ত্যাগ, আত্মার শুচি-শুভ্রতা, প্রবৃত্তির 
মুকাবিলা তথা বড় রিপু দমন, দয়া-দাক্ষিণ্য ও মহানুভবতা, সেবা-কর্ম ও 
প্রথা-পদ্ধতি, আচার-অভ্যাস এবং শ্রেণী-সংঘাত ও শ্রেণী বৈষম্য প্রত্যাখ্যান ও 
বিরোধিতার ওপর প্রতিষ্ঠিত ছিল। ফলে এই ধর্ম ১ খুবই দ্রুততার সঙ্গে বিস্তার লাভ 
করে এবং এশিয়ার দক্ষিণ ও পূর্বাংশে এর একচ্ছত্র প্রভাব প্রতিষ্ঠিত হয়! 
শিকারে পরিণত হয়। মূর্তিপূজা ও অন্যান্য রীতি-নীতি ও প্রথা-পদ্ধতি- যেগুলোর 
বিরুদ্ধে এই ধর্ম বিদ্রোহের ধ্বজা উড়িয়েছিল- তারই প্রতি অনুগত হতে শুরু করে, 
এমন কি শেষ পর্যন্ত বৌদ্ধ ধর্মও শির্ক ও মূর্তিপূজার সেই ধর্মে পরিণত হয় যা 
তার পূর্ববর্তী হিন্দু ধর্ম থেকে বিভিন্ন প্রকার মূর্তি ও তার সংখ্যা ব্যতীত অপর 
কোন ক্ষেত্রে ভিন্নতর ও উত্তম ছিল না। এর নৈতিকতারও অবনতি ঘটে এবং 
চিন্তা ও ধ্যান-ধারণার ক্ষেত্রে জটিলতা আরও বৃদ্ধি পায়। নতুন নতুন ফেরকা ও 
ধৰ্মীয় গ্রুপের সৃষ্টি হয়। অধ্যাপক ঈশ্বর টোপা তীর “হিন্দুন্তানী তমন্দুন” 
(ভারতীয় সংস্কৃতি) নামক গ্রন্থে বলেন ৪ 
বৌদ্ধ ধর্মের ছত্রছায়ায় এমন রাজতৃ্‌ কায়েম হয় যার ভেতর অবতারের 
ছড়াছড়ি এবং মূর্তি পূজার অবাধ কর্তৃত্ব বিদ্যমান । সংঘসমূহের পরিবেশ 
পরিবর্তিত হয়ে তার ভেতর ধর্মের নামে নিত্য নতুন প্রথা-পদ্ধতি ও নবাবিষ্কৃত 
বস্তু একের পর এক দৃষ্টিগোচর হতে থাকে 1২ 
পণ্ডিত জওয়াহের লাল নেহরু তীর "Discovery of India" নামক গ্রন্থে বৌদ্ধ 
ধর্মের বিকৃতি ও ক্রুমাবনতির বর্ণনা দিতে গিয়ে লিখেছেন ঃ 
ব্ৰাহ্মণ্যবাদ বুদ্ধকে অবতার বানিয়েছিল । বৌদ্ধ ধর্মও তাই করে। সংঘ খুবই 
সম্পদশালী হয়ে ওঠে এবং একটি বিশেষ দলের স্বার্থ সিদ্ধির আখড়ায় পরিণত 
হয়। সংঘের ভেতর নিয়ম-শৃঙ্খলার কোন বালাই ছিল না। উপাসনা পদ্ধতির 
ভেতর যাদু ও নানারূপ কল্পনার অনুপ্রবেশ ঘটে এবং সহম্ব বছর এসব নিয়ম 
মাফিক চালু থাকার পর বৌদ্ধ ধর্মের অবনতি শুরু হয়। এই যুগে তার যে 
রোগজীর্ণ অবস্থা ছিল 7475. 79 1955:5 তার উল্লেখ করেছেন এভাবে £ 
১, বৌদ্ধ মতের উল্লেখ করতে গিয়ে “ধর্ম শব্দের ব্যবহারে আমার আপত্তির কারণ হ'ল এই যে, 
এতে প্রষ্টার অস্তিত্ব, প্রারশ ও প্রত্যাবর্তন 'ল সম্পর্কে সুনির্দিষ্ট কোন ‘আকীদা ও দৃষ্টিভঙ্গি 
পাওয়া যায় না। অধিকাংশ লেখক ও এতিহাসিকেরও একই মত। ইনসাইক্লোপেডিয়া 
ব্রিটানিকার 'বুদ্ধ' নিবন্ধ দেখুন। 
২. হিনুস্তানী তমদ্দুন (উৰ্দু), ঈশ্বর টোপাকৃত। 


ভূমিকা ৩৩ 


ES) 


এইসব রোগক্রিষ্ট ধ্যান-ধারণার গভীর ছায়াতলে এসে গৌতমের (বুদ্ধের) 
নৈতিক শিক্ষা দৃষ্টিসীমার বাইরে চলে যায়। একটি স্বতন্ত্র দৃষ্টিভঙ্গি জন্ম নেয় 
এবং তা ফলে-ফুলে সুশোভিত হয়ে ওঠে । একের স্থান দখল করে অন্য এবং 
প্রতিটি পদক্ষেপে নব-সৃষ্টির খেলা চলতে থাকে। আর এই প্রতারণাপূর্ণ নিত্য 
নব-সৃষ্টির দ্বারা অন্ধকার ঘনীভূত হয় এবং বৌদ্ধ ধর্মের প্রবর্তকের সাদা-সিধা 
ও উন্নত নৈতিক শিক্ষা মনগড়া চাকচিক্যপূর্ণ বাক্যজালের নিচে চাপা পড়ে 
যায়।৯ 
সামগ্রিক দিক দিয়ে বৌদ্ধ ধর্ম ও ব্রান্মাণ্যবাদ- এই উভয়ের মধ্যেই ভেজালের 
সৃষ্টি হয় এবং উভয়ের ভেতর অধিকাংশ ইতর ও তুচ্ছ (4:-..-) প্রথা-পদ্ধতির 
অনুপ্রবেশ ঘটে । শেষ পর্যন্ত উভয়ের মধ্যে পার্থক্য নিরূপণই কষ্টকর হয়ে 
দীড়ায়। বিস্তৃত বৌদ্ধ জগতে এবং তাঁদের সুদীর্ঘ শাসনামলে এমন কোন 
সংক্কারকের আবির্ভাব ঘটেনি যিনি প্রকৃত বৌদ্ধ-মতের দিকে মানব জাতিকে 
আহ্বান জানাবেন এবং পূর্ণ শক্তিতে এই নবসৃষ্ট বিকৃত ধর্মের মুকাবিলা করে 
মূল ধর্মের অতীত যৌবন, সারল্য, অনাড়ন্বরতা ও শুচি-শুভ্রতা পুনরায় ফিরিয়ে 
আনতে সক্ষম হবেন।২ 
মোটকথা, বৌদ্ধমত শেষ পর্যন্ত প্রাচীন হিন্দু ধর্মের সাথেও প্রতিযোগিতায় 
টিকে থাকতে পারেনি, এমন কি খৃষ্টীয় অষ্টাদশ শতাব্দীতে শঙ্করাচার্য* বৌদ্ধ 
মতের বিরোধিতা এবং প্রাচীন হিন্দু ধর্মের প্রচার ও প্রসারব্যপদেশে পতাকা 
উত্তোলন করেন এবং শেষাবধি বৌদ্ধমতকে ভারতের মাটি থেকে উৎখাত করে 
ছাড়েন। বড় জোর বলা যেতে পারে যে, বৌদ্ধমত ভারতবর্ষের অনেক ধর্মের 
ভেতর একটি প্রাচীন ক্রমাবনতিশীল ও সীমিত ধর্মের মর্যাদা নিয়ে বেঁচে থাকে। 
শাঙ্করাচার্য তার নিজস্ব মেধা, ধর্মীয় প্রেরণা ও কর্ম প্রচেষ্টা ছারা বৌদ্ধমতকে 
ভারতের চৌহদ্দী থেকে মোটামুটি বহিষ্কৃত করতে সক্ষম হন। অবশ্য তিনি প্রাচীন 
হিন্দু ধর্মকে তার আদি ও অকৃত্রিম রূপে ফিরিয়ে আনতে আদৌ সফলকাম হননি 
(সম্ভবত তিনি এ ধরনের কোন ইচ্ছাও পোষণ করেননি), সফলকাম হননি এতে 
তওহীদের “আকীদা, মহান বিশ্ব-সৃষ্টার সঙ্গে সরাসরি সম্পর্ক স্থাপন, আল্লাহ্‌ ও 
তীর বান্দাহ্র মধ্যবর্তী সকল মাধ্যমকে অস্বীকৃতি জ্ঞাপন এবং সামাজিক ন্যায়- 
বিচার ও শ্রেণী-সাম্যের প্রাণস্পন্দন সৃষ্টি করতে । অনন্তর অদ্যাবধি এ দু'টি 


১. তালাশ-ই-হিন্দ (Discovery of India), ২০১, ২০৩ পৃ. । 
২. তালাশ-ই হিন্দ (Discovery of India), ২০১, ২০৩ পৃ 
৩. শন্ধরাচার্য অষ্টম শতাব্দীর শেষ অর্ধের একজন ধর্ম-সংস্কারক । ৩২ বছর বয়সে তিনি মারা যান। 


সংগামী সাধক-(১ম)-৩৩ 


. ৩৪ সংগ্রামী সাধকদের ইতিহাস 


ভারতীয় ধর্ম নিজেদের পরিবর্তিত কাঠামোর ওপরেই টিকে আছে এবং পতন 
যুগের উত্তরাধিকার, প্রথা-পদ্ধতি ও আচার-আচরণ এবং মূর্তিগ্তলোকে নিজেদের 
বুকের সঙ্গে লাগিয়ে রেখেছে । Encyclopaedia of Religion and Ethics- 
নিবন্ধকার এলফিস্টন, কলেজ, বোশ্বাই-এর সংস্কৃত ভাষার অধ্যাপক ৬, 5. 
Gচ৮৭tৎ- যিনি ভারতের প্রাচীন ধর্ম ও দর্শনের ওপর গভীর পাণ্ডিত্যের অধিকারী- 
শংকরাচার্যের উল্লেখ করে লিখেছেন ৪ 
তীর জীবনের সর্বাপেক্ষা বড় ও মহৎ উদ্দেশ্য ছিল সেই ধর্ম ও দর্শনকে 
জীবিত করা, উপনিষদে যার শিক্ষা প্রদান করা হয়েছিল। তিনি কেবল 
ওয়াহ্‌"'দাতু’ল-ওজুদের ‘আকীদাকে চালু করেন। তীর আসল উদ্দেশ্য ছিল এই 
প্রমাণ করা যে, উপনিষদ ও শ্রীমন্তগবত-গীভার মধ্যে কোন বিধিবদ্ধ 
আইন-কানুন পেশ করা হয়নি, বরং পরিপূর্ণ ওয়াহ 'দাতু’ল-ওজুদ-এর শিক্ষাই 
পেশ করা হয়েছে। শঙ্করাচার্য মূর্তিপূজার যেমন বিরোধিতা করেননি, তেমনি 
একে আক্রমণও করেননি । তীর নিকট মূর্তি একটি রূপক বা ইঙ্গিতে শ্রষ্টার 
প্রকাশ। শঙ্করাচার্য আনুষ্ঠানিক (76491150) আচার-আচরণের নিন্দা করেন, 
কিন্তু সাধারণ্যে প্রিয় দেবদেবীর পূজা অর্চনার পক্ষে ওকালতিও করেন। তার 
মতে লালন-পালন ও বিকাশের একটি বিশেষ পর্যায়ে মূর্তিপূজা আমাদের 
প্রকৃতির একটি অপরিহার্য অঙ্গ । যখন ধর্মীয় আত্মা রূহ") পাকাপোক্ত ও 
সাবালকত্ব প্রাপ্ত হয় তখন মূর্তিপূজার প্রয়োজন আর থাকে না। আর শুধু 
তখনই প্রতীক ও রূপক বা রহস্যপূর্ণ ইশারা-ই্গিত (১৬১) পরিত্যাগ করা 
উচিত যখন ধৰ্মীয় আত্মা পাকাপোক্ত ও সাবালকত্‌ প্রাপ্ত হয়। শঙ্করাচার্য প্রতীক 
হিসাবে সে সব লোকের জন্য মূর্তিগূজার অনুমতি দেন যারা এমন ব্রাহ্মণের 
মর্যাদায় উপনীত হতে পারেনি যিনি যাবতীয় দোষ-গুণের উর্ধে !১ 
যা হোক, সে সকল প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায় ঘা শংকরাচার্য থেকে দয়ানন্দ 
সরস্বতী ও গান্ধীজি পর্যন্ত চলেছে এবং যেগুলোর উদ্দেশ্য ছিল এই ধর্মকে সেই 
সঠিক ও বিশুদ্ধ বুনিয়াদের ওপর পুনরুজ্জীবিত করা যা নবীদের দাওয়াত, 
মানুষের সুস্থ প্রকৃতি ও পরিবর্তনশীল যুগ- সব কিছুর সঙ্গেই সামঞ্জস্যশীল হবে। 
উল্লিখিত দু'টো ধর্মই শেষ পর্যন্ত বজ্তুবাদ ও ধর্মহীনতার সম্মুখে হাত-পা ছেড়ে 
দিয়ে একেবারে আত্মসমর্পণ করে বসে এবং জীবন থেকে নিজকে সরিয়ে নিয়ে 
উপাসনা গৃহ ও তীর্থকেন্ত্রে আশ্রয় নেয় এবং আচার-অনুষ্ঠান ও প্রথা-পদ্ধতি এবং 
বাহ্যিক রূপ-কাঠামোর মধ্যে বন্দী হয়ে পড়ে! ভারতবর্ষে এমন কোন শক্তিশালী 
5 তালাশ ইহিন্ছ (Discovery of India)1z০১, ২০৩ পৃ.। 


ভূমিকা ৩৫ 


দাওয়াত নেই যার ধ্বনি ও ঘোষণা হবে এই, “পুনরায় ধর্মের পথে ফিরে 
এস”-এর বিপরীতে, বরং এ সব আন্দোলন খুবই সক্রিয় ও শক্তিশালী হয়ে ওঠে 

যার ধ্বনি ও মূলনীতি হ'ল, “নিজেদের পুরনো সভ্যতাকে বাঁচিয়ে তোল এবং 

ভারতবর্ষের প্রাচীন ও এঁতিহাসিক ভাষা সংক্কৃতকে পুনরায় চালু কর”। 


প্রকৃতপক্ষে কোন ধর্মই সে পর্যন্ত বেঁচে থাকতে পারে না, নিজের বৈশিষ্ট্য 
বেশি দিন ধরে রাখতে পারে না, পরিবর্তনশীল জীবনের ওপর প্রভাব ফেলতে 
পারে না যতক্ষণ পর্যন্ত না মাঝে মাঝে তার মধ্যে এমন সব ব্যক্তির আবির্ভাব ঘটে 
যীরা নিজেদের অসাধারণ বিশ্বাস, আধ্যাত্মিকতা, নিঃস্বার্থপরতা, ত্যাগ ও উন্নত 
মানের মেধা ও আত্মিক যোগ্যতা দ্বারা তার অসাড় দেহে নবতর জীবনের সৃষ্টি 
করবেন, তার অনুসারীদের মাঝে নতুন আস্থা ও অনুপ্রেরণার সৃষ্টি করবেন। 
জীবনের চাহিদা নিত্য নতুন এবং বস্তবাদের বৃক্ষ বসন্তের সবুজ সমারোহে 
পল্পবিত । প্রবৃত্তি পূজার আন্দোলন ও প্রবৃত্তি পূজাভিত্তিক ধর্মের জন্য বন্তুতপক্ষে 
কোন রেনেসীর প্রয়োজন নেই । কেননা এর প্রেরণা ও উৎসাহদাতা বস্তুসমূহ পদে 
পদে বিদ্যমান ৷ কবির ভাষায় ৪ 

Slay SY A IS ৩০৬৪ ad ০৪ শী ০৫ 

“যদিও ঈমানদার বৃদ্ধ- লাত ও মানাত কিন্তু যুবক ।” 

অতএব, যতক্ষণ পর্যন্ত ধর্ম একটি নতুন জীবন ও নতুন শক্তির সঙ্গে ময়দানে 
অবতরণ না করবে এবং মাঝে মাঝে এর সংস্কার না হতে থাকবে ততক্ষণ পর্যন্ত 
জীবন্ত বস্তুবাদের সুকাবিলায় তার বেঁচে থাকাটা প্রায় অসম্ভব । 


প্রতিটি নতুন ফিত্না ও বিপদের জন্য নতুন ব্যক্তিত্ব ও শক্তি 

এই বাস্তবতাকে কেউ অস্বীকার করতে পারবে না যে, ইসলামের এই দীর্ঘ ও 
ঘটনাবহুল ইতিহাসে স্বল্প থেকে স্বক্সতম সময় পর্বও এমন পাওয়া যায় না- 
যেখানে ইসলামের প্রকৃত দা“ওয়াতের কাজ একেবারে বন্ধ হয়ে গেছে, ইসলামের 
প্রকৃত সত্য হোকীকত) একেবারে অন্তরালে হারিয়ে গেছে, মুসলিম জাতির বিবেক 
একেবারে অনুভূতিশূন্য হয়ে পড়েছে কিংবা সমগ্র মুসলিম জাহান অন্ধকারে ছেয়ে ' 
গেছে। এটি একটি এঁতিহাসিক ঘটনা যে, যখনই ইসলামের সামনে কোন নতুন 
ফিত্না এসেছে, ইসলামকে বিকৃত ও কদাকার করার চেষ্টা করা হয়েছে কিং 
বন্তুবাদের কোন শক্ত হামলা এসেছে- তখনই এমন কোন শক্তিশালী ব্যক্তিত্ব 


৩৪ সংগ্রামী সাধকদের ইতিহাস 


অবশ্যই ময়দানে এসে গেছেন, যিনি পূর্ণ শক্তিতে সেই ফিত্নার মুকাবিলা 
করেছেন এবং তাকে ময়দান থেকে ঝেটিয়ে বিদায় করেছেন। বহু দাওয়াত ও 
বিপ্লবী আন্দোলন এমনও আছে যেগুলো স্বীয় যুগে খুবই শক্তিশালী ছিল, কিন্তু 
আজ তার অস্তিত্ব কেবল কিতাবের পাতায় রয়েছে, এমন কি তার হাকীকত 
অনুধাবন করাও আজ মুশকিল । কাদরিয়া, জাহমিয়াঃ মু‘তাযিলা মতবাদ, 
খাল্ক“ই কুরআন, ওয়াহ“দাতু'ল-ওয়াজুদ ও আকবরের দীন-ই-ইলাহীর হাকীকত 
ও বিস্তারিত তথ্যাদি সম্পর্কে ওয়াকিফহাল লোকের সংখ্যা আজ কতই বা হবে, 
অথচ স্ব স্ব যুগে এসব মতবাদ বিরাট গুরুত্বপূর্ণ “আকীদা ও ধর্ম হিসাবে খ্যাত 
ছিল। এগুলোর ভেতর কতকগুলোর পৃষ্ঠপোষক তো বিরাট বিশাল সাম্রাজ্যের 
অধীশ্বর এবং বিরাট মেধাসম্পন্ন, গ্রতিভাধর ও সুযোগ্য ব্যক্তিত্ব ছিলেন। কিন্তু শেষ 
পর্যন্ত ইসলামের হাকীকত সে সব ‘আকীদা ও ধর্মের ওপর বিজয়ী হয় এবং 
কিছুদিন পর সে সব জীবন্ত আন্দোলন ও সরকারী ধর্ম শুধু জ্ঞানগর্ভ আলোচনার 
বিষয়বন্তুতে পরিণত হয় এবং কেবল “ইল্ম-ই-কালাম ও আকাইদশান্ত্রের ইতিহাস 
গ্রন্থের পাতায় আশ্রয় নেয়। দীনের হেফাজতে এই চেষ্টা-সাধনা, রেনেসী ও বিপ্লবী 
প্রয়াস এবং দা'ওয়াত ও সংক্কার-সংশোধনের এই ধারাবাহিকতা ততটাই প্রাচীন 
যতটা প্রাচীন ইসলামের ইতিহাস এবং ততটাই সুত্র- পরম্পরা যতটা 
সূত্র-পরম্পরা মুসলিম জীবন। 


ইতিহাসের লুগুপ্রায় উৎস 

এই গুরু দায়িত্ব কেবল এঁতিহাসিকের ওপর অর্পিত নয়, বরং এর যিস্মাদার 
সেই সব লোকও যারা ইতিহাসের পারিভাষিক ও সরকারী মর্ধাদা ভিন্ন আর কোন 
মর্যাদা মেনে নিতে প্রস্তুত নন এবং তারা এমন কোন পুস্তককেও নির্ভরযেগ্য মনে 
করেন না, যা কোন কুতবখানায় ইতিহাসের আলমারীতে স্থান পায়নি কিংবা 
ইতিহাসশান্ত্রের আওতায় লিপিবদ্ধ হয়নি, অথচ এ ধরনেরই বনু গ্রন্থ নিজের মধ্যে 
ইতিহাসের বহু মূল্যবান সম্পদ ও গুরুত্বপূর্ণ উৎস ধরে রেখেছে। এগুলো সেই সব 
সাহিত্য ও ধর্সীয় গ্রন্থ যার ভেতর মুসলিম উম্মাহ্র স্বনামখ্যাত দাঈ ও সংক্কারকগণ 
নিজেদের অন্তরে অনুভূতি ও মন-মানসের পর্দা উন্মোচন করেছেন এবং নিজেদের 
জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী ও অভিজ্ঞতা লিপিবদ্ধ করেছেন। এগুলো সেই সব 
গ্রন্থ যার মধ্যে সংস্কারকদের শাগরিদ ও মুরীদবর্গ আপন আপন উত্তাদ ও 
শায়খগণের নসীহত, বাণীসমষ্টি ও হাকীকত ও মা'রিফত লিপিবদ্ধ করেছেন এবং 
তদের প্রভাবমন্তিত ও বরকতপূর্ণ মজলিসের রোয়েদাদ পেশ করেছেন। এসব 


ভূমিকা ৩৭ 
চিঠিপত্র ও ওয়াজ-নসীহতের সংকলন দ্বারা এ সমস্ত ব্যক্তির ধ্যান-ধারণা, 
চিন্তা-ভাবনা ও আবেগ-অনুভূতির সঠিক পরিমাপ করা যায়। এ সব গ্রন্থে 
সামাজিক খতিয়ানের ওপর সমালোচনা এবং বিদ'আত ও গর্হিত কাজ-কর্ম রদ ও 
বাতিলের বিবরণী রয়েছে । আমাদের অধ্যয়ন যদি নির্ধারিত সীমা থেকে সম্মুখে 
অগ্রসর হয়ে এসব গুরুত্বপূর্ণ ও লুপ্ত এতিহাসিক উৎস পর্যন্ত প্রসারিত হয় এবং 
কোন দুরদৃষ্টিসম্পন্ন সমালোচক ও সাহসী বিজ্ঞ দার্শনিক পণ্ডিত এই বিষয়ের ওপর 
কায়মনে কাজ করেন তাহলে একটি সুসমন্বিত, সুসংবদ্ধ ও পূর্ণাঙ্গ রেনেসী 
আন্দোলনের ইতিহাস অনায়াসে উদ্ধার করা যাবে৷ তখন আমাদের পরিষ্কার 
দৃষ্টিগোচর হবে যে, ইসলামী রেনেসী ও পুনর্জাগরণের অস্তিত্ব এই মুসলিম উন্মার 
প্রতিটি যুগে এবং প্রতিটি পর্যায়ে বিদ্যমান ছিল। আল্লাহর এই অবদান থেকে 
তারা কখনো মাহরম বা বঞ্চিত থাকেনি। - 


এই উত্তরাধিকার (মীরাছ) যা আমাদের হাতে এসে পৌছেছে (এবং আমরা 
যার উত্তরাধিকারী) সেই অর্থে উত্তরাধিকার নয় যে অর্থে পাশ্চাত্যের লোকেরা 
বুঝেছে। এটা এজন্য যে, ইসলাম একটি জীবন্ত ও চিরন্তন জীবনবিধান (দীন)! 
আমরা উত্তরাধিকার বলতে সেই দৌলত ও মূল্যবান সম্পদ বুঝে থাকি যা 
আমাদের পূর্বপুরুষ থেকে বংশ ও সূত্রপরন্পরায় আমাদের দিকে হস্তান্তরিত হয়ে 
চলে এসেছে। আর তা হ’ল বদ্ধমূল জ্ঞান, সংরক্ষিত ও সুদৃঢ় ‘আকীদা, শক্তিশালী 
ঈমান, সুন্নত আদর্শ), উন্নত ও মহান চরিত্র, ফিক'হ ও শরীয়ত এবং শানদার 
ইসলামী সাহিত্যের মূল্যবান সম্পদ। এই উত্তরাধিকারে এমন প্রত্যেক ব্যক্তিরই 
পরিপূর্ণ অংশ রয়েছে, যিনি ইসলামের কোন একটি যুগে মিনহাজু’ন-নবুওয়াতের 
ওপর খিলাফত কায়েম করেছেন, জাহিলিয়াত ও বস্তুবাদের মুকাবিলা করেছেন, 
আল্লাহ্‌র দিকে আহ্বান জানিয়েছেন, ইসলামের যে বৈশিষ্ট্যসমূহ মিটে গিয়েছিল 
সেগুলোকে উজ্জ্বল ও প্রোজ্জ্বল করেছেন, উন্মাহ্র মধ্যে ঈমানী রূহ" সৃষ্টি করেছেন। 
এই অবিনশ্বর সম্পদে- এমন প্রত্যেক লোকেরই অংশ রয়েছে যিনি এই দীনের 
ওপর তার উৎস ও টীকা ব্যাখ্যার ওপর নির্ভরযোগ্যতার দিকটি নতুনভাবে ঢেলে 
সাজিয়েছেন, নবোভ্ভুত ও নতুনভাবে অবতীর্ণ দর্শনকে বাতিল করে ইসলামের 
প্রকৃত চিন্তাধারার উন্মেষ ঘটিয়েছেন এবং এই উম্মাহকে কোন না কোন নবতর 
ফিতনার মধ্যে নিক্ষিপ্ত হবার হাত থেকে বিরত র্েখেছেন। যিনি এই উম্মতের জন্য 
তার ধর্ম দৌন) এবং ধর্মের মূল উৎসসমূহের হেফাজত করেছেন, হাদীছ ও 


৩৮ সংগ্রামী সাধকদের ইতিহাস 


ফিক'হশান্ত্র নতুন করে সম্পাদনের দায়িত্‌ আনজাম দিয়েছেন, ইজতিহাদের 
দ্বারোদৃঘাটন করেছেন, উন্মাহ্‌কে ব্যাখ্যা-বিশ্লেষণের অফুরন্ত ভাণ্ডার এবং জীবন ও . 
সামাজিকতার সুশৃঙ্খল বিধান দান করেছেন, সমাজে হিসাব-নিকাশ ও খতিয়ানের 
ফরয আদায় করেছেন, এর থেকে পৃষ্ঠ প্রদর্শন ও অবহেলাকে পরিষ্কারভাবে 
সমালোচনা করেছেন- সঠিক, বিশুদ্ধ ও প্রকৃত ইসলামের দিকে খোলাখুলি ও 
প্রকাশ্য দাওয়াত দিয়েছেন, যিনি সন্দেহ ও সংশয়ের যুগে এবং অস্বস্তিকর ও 
বিব্রত ‘আকীদার যমানায় জ্ঞানগত যুক্তি ও প্রমাণ-পদ্ধতি অবলম্বন করত মস্তিককে 
তৃপ্ত করতে কোশেশ করেছেন এবং একটি নতুন “ইলম-ইু-কালাম 
(কোলামশান্ত্)-এর ভিত্তি স্থাপন করেছেন, যিনি দা'ওয়াত ও যি ক্র-আয কার, 
ভীতি প্রদর্শন ও সুসংবাদ প্রদানের ক্ষেত্রে আম্বিয়া-ই-কিরাম (“আ)-এর 
প্রতিনিধিত্ব করেছেন এবং ঈমানের চাপাপড়া অগ্নিক্ফুলিঙ্গকে উত্তাপ ও গতিশীলতা 
দান করেছেন, যিনি বন্ত-পূজার চঞ্চল ও বেগবান গতিধারার সামনে খাড়া হয়ে 
তার গতিবেগকে কমিয়ে দিয়েছেন এবং আল্লাহ্র মাখলুককে সেই ধারায় ভেসে 
যাবার কিংবা চাপা পড়ার হাত থেকে মাহ্‌ফুজ রেখেছেন, যিনি এই উম্মতের 
রাজনৈতিক শক্তির হিফাজত করেছেন এবং তাঁকে উপর্যুপরি বহিরাক্রমণ সইবার 
শক্তি দান করেছেন, যিনি বিজ্ঞ ও পাণ্ডিত্যসুলভ দা‘ওয়াত ও স্বীয় মুহববতের জালে 
আবদ্ধ হয়ে সেই শক্রকেও শিকার করেছেন, যার তলোয়ারের শক্তি ও খ্জরের, 
অগ্রভাগ অবনমিত ও পর্যুদস্ত হয়নি, যিনি স্বীয় শক্তিশালী ঈমান ও রহানী 
কুওয়তের দ্বারা এমন দুশমনকেও ইসলামের আওতায় টেনে এনেছেন এবং 
মুহাম্মদ (সা)-এর গোলামীতে নিয়োজিত করে তার জীবনকে ধন্য করেছেন যে 
তার শক্তিশালী সাহিত্য ও হৃদয়স্পর্শী অলঙ্কারপূর্ণ কাব্য-প্রতিভা দ্বারা অন্যের 
মন্তিফকে আবিষ্ট ও বন্দী করতে সক্ষম হয়েছিল এবং যে ইসলামের জ্ঞানপূর্ণ ও 
বিজ্ঞ আলাপচারিতা ও ধর্মীয় দর্শন দ্বারা তৃপ্ত হবার ছিল না! এটি একটি 
ধারাবাহিক কার্যক্রম এবং এতে প্রতিটি ব্যক্তিত্বের একটি বিশেষ হিস্যা ও মরতবা 
রয়েছে৷ ইতিহাস আসলে আমানতের দায়িত্ব পালন এবং প্রকৃত সত্যকে স্বীকার 
করারই নাম। এর মধ্যে প্রত্যেক ব্যক্তিই ইসলামের কোন না কোন সীমান্তের 

মুহাফিজ (রক্ষক) ছিলেন৷ যদি তারা এঁকান্তিক নিষ্ঠার সঙ্গে তীদের সাধনা ও 
কোশেশ অব্যাহত না রাখতেন যাকে আমরা ইতিহাসের দূরবীন দ্বারা দেখার প্রয়াস 
পাচ্ছি তাহলে আমাদের কাছে এ সব বিরাট সংকলন-ভাঞ্জর পৌছুতে পারত না_ 
বার ভেতর আমাদের জন্য ইজ্জত, শিক্ষা ও দেশের প্রচুর উপকরণ ও সরঞ্জাম 
মওজুদ রয়েছে এবং যার কারণে আমরা বিশ্বের তাবৎ জাতিগোষ্ঠীর সামনে সগর্বে 


মাথা উচু করে দাড়াতে পারি। এই পথ ও এই চিহ্কিত রেখা অবলম্বনে যো 
গ্রন্থকারের নিকট ন্যায় ও সুবিচারসন্মত পথ) সামনের পৃষ্ঠাগুলোতে সেসব 
গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের চিত্র পেশ করার কোশেশ করা হবে যীরা ইসলামের রেনেসী 
এবং সংস্কার ও সংশোধনের ক্ষেত্রে কোন-না-কোন উল্লেখযোগ্য খেদমত আঞ্জাম 
দিয়েছেন। 


SA 4111 532৩ 


হিজরীর প্রথম শতাব্দীর সংস্কার প্রয়াস এবং হযরত ওমর ইবনে 
“আবদুল আযীয রে) 


উমায়্যা যুগে জাহিলী প্রবণতা ও প্রভাব 

খিলাফতে রাশেদার অবসান এবং বনী উমায়্যাদের রাজত্ব সুদৃঢ় ভিত্তির ওপর 
স্থাপন ও সুসংহতকরণ (যা ইসলামী শাসনের পরিবর্তে ‘আরবীয় শাসন বলাই 
‘অধিকতর যুক্তিযুক্ত) রেনেসী ও বিপ্লবের তাৎক্ষণিক প্রয়োজনীয়তা সৃষ্টি করে. 
দেয় ৷ প্রাচীন জাহিলী প্রবণতা- যা আঁ-হযরত (সা)-এর সাহচর্য ও প্রশিক্ষণ এবং 
খিলাফতে রাশেদার প্রভাবে চুপসে গিয়েছিল, অর্ধ ও নামমাত্র প্রশিক্ষিত মুসলমান 
এবং নতুন “আরবীয় বংশধরদের মাঝে মাথা চাড়া দিয়ে ওঠে । হুকুমতের মেরুদণ্ড 
কুরআন ও সুন্নাহ্‌র স্থান আরবীয় রাজনীতি ও 'রাষ্ট্রীয় সুবিধাবাদ’ দখল করে নেয় । 
পারস্পরিক গর্ব ও অহমিকা এবং ‘আরবীয় আভিজাত্য ও স্বাজাত্যবোধের কলঙ্ক, 
যা ইসলাম দূরে নিক্ষেপ করেছিল এবং যা আরবের মরুভূমিতে গিয়ে আশ্রয় 
নিয়েছিল, পুনরায় লোকালয়ে ফিরে আর্সে। গোত্রীয় অহমিকা, খান্দানী 
পক্ষপাতিত্ব, আত্মীয় তোষণ তথা স্বজন-প্রীতি- যা খিলাফতে রাশেদার আমলে 
ভীষণ দূষণীয় ও অন্যায় কর্ম বলে গণ্য হত- পুনরায় প্রশংসনীয় গুণে পরিণত 
হয়। ‘আমল ও আখলাকের সক্রিয় শক্তিসমূহ (পুরস্কার ও সওয়াবের পরিবর্তে) 
জাহিলী নাম-ধাম, প্রশংসা ও জুতি এবং শ্রেষ্ঠত্ব ও প্রাধান্যের রূপ নেয়।১ বায়তুল- 


১. এই পর্যায়ে জাহিনী যুগের খ্যাতি ও সম্মান লাভের প্রতিযোগিতামূলক মনোবৃত্তি পুনরায় সজাগ ও জীবন্ত হয়ে ওঠে। 
এই মানসিকতার পরিমাপ নিঙ্নোক্ত চিত্তাকর্ষক ঘটনা থেকে হতে পারে, যা আবুল ফারাজ ইস্পাহানী তার “আগানী” 
নামক গ্রন্থে উদ্ধৃত করেছেন। উমায়্যা যুগের হাওশাব ও “ইকরিমা নামক দু'জন আরব সর্দারের মধ্যে দীর্ঘদিন 
যাবত প্রতিযোগিভা চলে আসছিল- কার ঘরে অধিক খাবার তৈরি হয় এবং মেহমান বেশি আসে- এই নিয়ে। এই 
ক্ষেত্রে অধিকাংশ সময় হাওশাবের পাল্লা ভারী হ'্ত। বেশ কিছুকাল পর “ইকরিমা তার প্রতিপক্ষকে পরাজিত ও 
হেয় করবার জন্য একটি কৌশল অবলম্বন করে। সে এক শ' ঝুড়ি আটা খরিদ করে নিজ গোত্রের মধ্যে বন্টন করে 

. দেয়। নির্দেশ ছিল, পানি সহযোগে এই আটাকে আঠালো ময়দায় পরিণত করতে হবে এবং উক্ত ময়দা দিয়ে 
একটি বিরাট গর্ত ভর্তি করে ওপর থেকে ঘাস দিয়ে ভা ঢেকে দিতে হবে। অতঃপর হাওশাবের ঘোড়া যাতে করে 
এই গর্তে পড়ে- সে ব্যবস্থা সম্পন্ন করা হয়। শেষ পর্যন্ত হাওশাবের ঘোড়া ময়দার গর্তে গিয়ে পড়ে এবং সারা 
দেহে ময়দা লেগে গিয়ে এক কিন্তৃতকিমাকার রূপ ধারণ করে। অতঃপর চতুর্দিকে রটে খায় যে, “ইকরিমার এখানে 
এত বিরাট পরিমাণ আটা প্রস্তুত হয় যে, তাতে একটি আস্ত ঘোড়া নিক্ষিপ্ত হয়েছে। লোকজন কৌতূহলী হয়ে 
“ইকরিমার বাড়িতে জমায়েত হয়ে দেখতে পায় যে, ঘোড়ার মাথা ও গর্দান কেবল বাইরে এবং বাকী সারা শরীর 
ময়দার মধ্যে ডুবে রয়েছে। রশি ও বলির সাহায্যে খুব কষ্ট করে ঘোড়াটিকে টেনে তোলা হয়। সাধারণভাবে এই 
ঘটনা খুবই খ্যাতি লাভ করে । এর ওপর কবিরা কাব্য-গাথাও তৈরি করে। এভাবে “ইকরিমা তার প্রতিপক্ষের ওপর 
জয় লাভ করে এবং স্বীয় প্রাধান্যের স্বীকৃতি আদায় করে ছাড়ে । -([যার্নাতু'ছ '-হ শলিছ', ১ম খণ্ড, ১৩৯-৪০ পৃ)। 


হযরত ওমর ইবনে ‘আবদুল “আযীয (র) ৪১ 


মাল (যা মুসলমানদের প্রতিটি পয়সা পাই পাই করে জমা করে গঠিত) খলীফার 
ব্যক্তিগত মালিকানা ও খান্দানী জায়গীরদারীতে পরিণত হয়ে গিয়েছিল। পেশাদার 
কবি, চাটুকার সভাবদ, সন্রমখোর ও মোসাহেবদের একটি শ্রেণী সৃষ্টি হয়ে যায় 
যাদের ওপর মুসলমানদের ধন-সম্পদ বেদেরেগ ব্যয়িত হতে থাকে । এদের 
অনাচার ও উচ্ছৃঙ্খলতাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখা হ'তে থাকে ।১ গান শোনবার 
আগ্রহ এবং সঙ্গীতের প্রতি গভীর আত্মমগ্নতা সীমা ছাড়িয়ে যায় ।২ হুকুমতের ভুল 
পদক্ষেপ ও দৃষ্টিভঙ্গি এবং হুকুমতের সদস্যদের ধর্মহীন জীবনধারা গোটা ইসলামী 
সমাজকে কলুষিত করতে থাকে এবং গ্রাচুর্ষের অধিকারী বিত্তবানদের (মুতরাফীন) 
একটি শ্রেণীর সৃষ্টি হয় যাদের আচার-আচরণ (আখলাক)-এর সাথে প্রাচীন 
বুর্জোয়াদের আচার-আচরণের অদ্ভুত মিল ছিল । দেখে শুনে মনে হচ্ছিল যেন 
আহত জাহিলিয়াত স্বীয় বিজয়ী প্রতিপক্ষের নিকট থেকে প্রতিশোধ নেবার 
উদ্দেশ্যে দৃঢ় সংকল্প হয়েছে এবং চল্লিশ বছরের প্রতিশোধ যেন সে এক বছরেই 
নিতে চায়। 


উমায়্যা যুগের ধর্মীয় ব্যক্তিত্ব ও তাঁদের চারিত্রিক প্রভাব 

বনী উমায়্যার এ বস্তুগত ক্ষমতা ও প্রভাব-প্রতিপত্তি সত্ত্বেও সে যুগ পর্যন্ত 
ধর্মের মর্যাদা ও তার চারিত্রিক প্রভাব কিছুটা অন্তত মুসলিম জীবনে বাকি ছিল। 
ধর্মের এই মর্যাদা ও চারিত্রিক প্রভাব সেই সব ব্যক্তির বদৌলতে ছিল যারা ধর্মীয় 
ও জ্ঞানগত অবস্থানের কারণে উন্নত স্থান অধিকার করেছিলেন এবং নিজেদের 
লিল্লাহিয়াত, ইখলাস, বিশুদ্ধচিত্ততা, ‘ইল্‌ম ও ধর্মীয় বোধশক্তিতে মশহুর ছিলেন৷ 
হুকুমত ও ক্ষমতার মসনদের বাইরেও এসব মনীষীদের প্রভাব-প্রতিপত্তি ও 
ক্ষমতার আসন বিস্তৃত ছিল। এঁদেরই প্রভাবে মুসলমানরা অনেক খারাবী ও 
গোমরাহী থেকে নিরাপদ ছিল এবং বস্তুবাদের সয়লাবে একেবারে ভেসে যাবার 
হাত থেকে নিজেদেরকে রক্ষা করতে পেরেছিল! এই সব ধৰ্মীয় ব্যক্তিত্বের মধ্যে 


১. উমায়্যা যুগের মশহুর খৃষ্টান কবি আখতাল (মৃত্যু ৯৫ হি.) খলীফা “আবদুল মালিক ইবনে মারওয়ানের 
. মজলিসে এমন শান-শওকতের সঙ্গে আগমন করত যে, তার গলায় থাকত স্বর্ণ-নির্মিত ক্রস এবং শুশ্র 
থেকে শরাবের ফৌটা টপকে পড়ত। তাকে বাধা দেবার সাহস কারো ছিল না। --(আগানী, এম খণ্ড, 
১৭৮ পৃ); 

২. এর অনুমান আপনি এই ঘটনা থেকেও করতে পারুবেন যে, একবার ইরাকের প্রখ্যাত গায়ক হুনায়ন 
তার স্ব-পেশার লোকদের দ্বারা আহুত হয়ে মদীনা মুনাওয়ারায় এসেছিল। একটি ঘরে তার গানের 
জলসা বসে এবং তাতে শ্রোতাদের এত ভীড় হয় যে, ঘরটির ছাদ ধসে যায় এবং চাপা পড়ে স্বয়ং 
হুনায়নেরও মৃত্যু ঘটে । --আগানী, ২য় খণ্ড। 


৪২ সংগ্রামী সাধকদের ইতিহাস 


সর্বাপেক্ষা প্রভাবশালী ও জনপ্রিয় ব্যক্তিত্ব ছিলেন হযরত “আলী ইবনু'্ল-হুসায়ন 
(রো)। তিনি “ইবাদত ও তাক"ওয়া, যুহ্দ ও পরহ্যেগারীর ক্ষেত্রে ছিলেন 
অতুলনীয় । মুসলমানদের সাথে তার কি ধরনের সম্পর্ক ছিল তা নিম্নের একটি 
ঘটনা থেকেই আঁচ করা যাবে। 

একবার যুবরাজ (পরবর্তীকালে উমায়্যা খলীফা) হিশাম ইবনে ‘আবদুল 
মালিক কা'বা শরীফ তাওয়াফের জন্য আগমন করেন। প্রচণ্ড ভীড়ের কারণে তিনি 
হজরে আসওয়াদ (পবিত্র প্রস্তরখণ্ড) পর্যন্ত পৌছুতে ব্যর্থ হন এবং ভীড়ের চাপ হ্রাস 
না পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে থাকেন যাতে তা চুম্বন করতে সক্ষম হন। এরই 
মধ্যে হযরত “আলী ইবনু'ল-হুসায়ন রো) আগমন করেন। তিনি বেশ সহজভাবেই 
তাওয়াফ ও হজরে আসওয়াদ চুম্বন শেষ করেন। তিনি যেদিক দিয়েই যাচ্ছিলেন- 
লোকজন শ্রদ্ধাবশত তীর পথ ছেড়ে সরে দীড়াচ্ছিল। হিশাম অপরিচিতের ভান 
করে জিজ্ঞাসা করেন : লোকটি কে? উমায়্যা যুগের মশহুর কবি ফারাযদাক 
অবলীলায় কবিতার মাধ্যমে ভার সেই অনীহামূলক প্রশ্নের জবাব দেন এবং 
ইবনু'ল-হুসায়নের যথাযোগ্য পরিচিতি প্রদান করেন।৯ 

এভাবেই আহলে বায়ত-এর অন্যান্য বুযুর্গ হযরত হাসান আল-মুছান্না, তৎপুত্র 
হযরত ‘আবদুল্লাহ আল-মাহ্‌দ এবং তাবি'ঈগণের মধ্যে বুযুর্গ শ্রেষ্ঠ হযরত সালেম 
ইবনে ‘আবদুল্লাহ্‌ ইবৃন ওমর (রা), হযরত সাঈদ ইবনু'ল-সুসায়্িব, হযরত 
ওরওয়া ইবনু'ঘ-যুবায়র (রা)২ প্রমুখ মুসলমানের ধর্মীয় আদর্শের বাস্তব নমুনাস্বরূপ 
ছিলেন। ভারা নিজেদের সত্তা সম্বন্ধে আত্মসচেতনতা, হুকুমতের সঙ্গে 
সম্পর্কহীনতা, সত্য কথন, নিরভীঁকতা, জ্ঞানমগ্রতা ও স্বার্থলেশহীনভাবে দীনের 
খেদমত দ্বারা নিজেদের চারিত্রিক শ্রেষ্ঠতু ও মহত্ের ছবি জনমনে প্রতিষ্ঠিত 
করেছিলেন । হুকুমতের ব্যাপক প্রভাবের মুকাবিলায় এই চারিত্রিক প্রভাব যদিও 
যথেষ্ট ছিল না, কিন্তু এতে কোন সন্দেহ নেই যে, তা একেবারে মূল্যহীন ও 
নিষ্ষলও ছিল না। এর দ্বারা মুসলমানদের জীবনে মোটামুটিভাবে সংযম, মিতাচার, 
ভারসাম্য ও ধর্মের প্রতি শ্রদ্ধা জাগরূক ছিল এবং কখনো কখনো তাদের পার্থিব 
মগ্তার মধ্যেও সংস্কারের আবেগ মাথাচাড়া দিয়ে উঠত। 


১. এই কবিতাংশটি আরবী সাহিত্যে আজও স্মরণীয় হয়ে আছে যার প্রথম লাইনটি হচ্ছে ৪3|| 13৯ 
[১৯৩ 4৯13 «২১৯৪০০৪৪৭1৪ SU “LAL I 4৪১০ ॥ সমালোচকদের ধারণা 
পরবর্তীকালে কবিতাটিতে আরও পরিবর্ধন করা হয়েছে। 

১. বিস্তারিত অবস্থা ও অনুবাদের জন্য দ্র. যাহাবীর তাযকিরাতু'ল-হুফ্ফাজ, ইবৃনে জওষীর 
সাফওয়াতু'স-দাফওয়া ও তারীখ ইবৃন খাল্লিকান। 


হযরত ওমর ইব্‌ন “আবদুল ‘আযীয (র) ৪৩ 


বিপ্লবী হুকুমতের প্রয়োজনীয়তা : ভার বিপদরাজি 

ক্রমে ক্রমে রাজনৈতিক বিগ্নবের প্রভাবসমূহ বিস্তৃত ও গভীরতর হতে থাকে । 
এঁসব ধৰ্মীয় ব্যক্তিত্বের ক্ষেত্রেও, যীরা ইসলামের আসল গুণাবলী ও নৈতিক 
চরিত্রের মুহাফিজ ও ইসলামের প্রথম তথা স্বর্ণযুগের স্থৃতিচহৃম্বরপ ছিলেন, দারুণ 
ঘাটতি পরিলক্ষিত হতে থাকে । তখন হুকুমতের ৮5 
সুদৃঢ় হয়ে গিয়েছিল। এমতাবস্থায় নৈতিক, চারিত্রিক ও দীনী ইনকিলাব সংগঠন ও 
" পরিচালনা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল। 

উমায়্যা হুকুমত এমন একটি শক্ত ফৌজী বুনিয়াদের ওপর কায়েম ছিল যে, 
সেটাকে সহজে হেলানো ছিল প্রায় অসন্তব। সে সময় কোন অভ্যন্তরীণ বা 
বহিঃশক্তি এমন ছিল না যা তাকে যুদ্ধক্ষেত্রে পরাজিত করতে পারে । নিকট 
অতীতের দু”টি বড় রকমের চেষ্টা- সাধনা- একটি সায়্যিদুনা হযরত হুসায়ন 
(রা)-এর এঁকান্তিক নিষ্ঠা ও বীরত্বপূর্ণ পদক্ষেপ, অপরটি হযরত ‘আবদন্লাহ্‌ 
ইবনু'্য-যুবায়র (রা)-এর সাহসিকতাপূর্ণ, সুশৃঙ্খল ও সুসংগঠিত মুকাবিলা 
ইতোমধ্যেই ব্যর্থতায় পর্যবসিত হয়ে গিয়েছিল এবং শীঘ্রই আর কোন সামরিক 
বিপ্লবের আশঙ্কা ছিল না। ব্যক্তিনির্ভর ও মৌরুসী হুকুমত সংক্কার-সংশোধন ও 
পরিবর্তনের সকল দ্বার রুদ্ধ করে দিয়েছিল। এমনও মনে হচ্ছিল যে, 
শতাব্দীকালের জন্য মুসলমানদের ভাগ্য বুঝি মোহরাংকিত হয়ে গেছে! সে সময় 
ইসলামকে বিজয়ী শক্তি হওয়ার এবং অবস্থা বদলে দেবার জন্য একটি মুজিযারই 
প্রয়োজন ছিল এবং সেই মু‘জিযার আত্মথকাশও ঘটেছিল! 


হযরত ওমর ইব্‌ন “আবদুল “আবীয বে) খলীফা পদে অধিষ্ঠিত 


হযরত সায়্যিদুনা ওমর ইবৃন ‘আবদুল ‘আযীয রে) ছিলেন উমায়্যা বংশের 
প্রতিষ্ঠাতা মারওয়ান-এর পৌত্র এবং তার মা (উম্মে “আসিম) ছিলেন হযরত 
ফারূক-ই-আ“জম (রা)-এর পৌত্রী। ফারুকী ও উমায়্যা বংশের এই সংযোগ? 


১. বর্ণিত আছে, হযরত ওমর (রা) ঘোষণা দিয়েছিলেন যেন দুধে পানি মেশানো না হয়। একদা 
রাত্রিবেলা টহল দেবার সময় হযরত ওমর (রা) শুনতে পান, জনৈক মহিলা ভার মেয়েকে সম্বোধন 
করে বলছে, বেটী! ভোর হয়ে যাচ্ছে, দুধে পানি মিশিয়ে দাও। মেয়েটি তখন জবাব দিচ্ছে, মা! 
আপনি জানেন না, আমীরু'ল-মু'মিনীন দুধে পানি মেশাতে নিষেধ করেছেন? মহিলা বলল, এই সময় 
আগীরু'ল-মু'মিনীন কোথায়? তিনি কি করে জানবেন? বালিকা জওয়াব দেয়, আমীরু"ল-মু'মিনীন না 
জানলেও আল্লাহ তো দেখছেন। হযরত ওমর (রা) ঘরটা চিনে নিয়ে ফিরে এসে পুত্র “আসিমকে 
বলেন, তুমি এই বালিকাকে বিয়ের পয়গাম পাঠাও । আমি আশা করছি, এর পেটে এমন সন্তানের 
জন্ম হবে, যে গোটা আরবের ওপর হুকুমত করবে । “আসিম মেয়েটিকে বিয়ে করেন । ওমর ইব্‌ন 
“আবদুল ‘আযীয (র) এঁদেরই দৌহিত্র (সীরতে ওমর ইব্‌ন ‘আবদুল ‘আযীয, ১৭-১৮ পৃ.) ৷ 


88 সং্থামী সাধকদের ইতিহাস 


স্থাপিত হয়েছিল সম্ভবত এজন্য যে, উমায়্যা বংশে এমন একজন খলীফা-ই- 
রাশেদ-এর জন্য হোক যিনি অবস্থার বিগ্রবাত্মক পরিবর্তন আনতে পারবেন। 


ওমর ইবৃন ‘আবদুল ‘আযীয (রে) ৬১ হিজরীতে জন্মগৃহণ করেন। তিনি 
তৎকালীন খলীফা সুলায়মান ইব্‌ন ‘আবদুল মালিক-এর চাচাতো ভাই ছিলেন এবং 
তার পূর্ববর্তী খলীফা ওয়ালীদ ইবৃন ‘আবদুল মালিক ও সুলায়মান-এর যমানায় 
মদীনা মুনাওয়ারার শাসনকর্তা (গভর্নর) ছিলেন। তার যৌবন ও গভর্নর 
থাকাকালীন জীবনের সঙ্গে পরবর্তী জীবনের কোনই মিল নেই । যৌবনে,তিনি 
ছিলেন গভীর রুচিসম্পন্ন আমীরানা মেযাজের ধোপদুরস্ত এক সৌখিন যুবক । তিনি 
যে রাস্তা অতিক্রম করতেন অনেকক্ষণ পর্যন্ত তা সুগন্ধে মোহিত থাকত । 
পরিবেশই বলে দিত যে, এ পথ দিয়ে ওমর গেছেন। তীর চাল-চলন ছিল মশহুর 
এবং যুবকদের জন্য ঈর্ষণীয়। শান্ত-স্বভাব, সত্যপ্রিয় (হক পছন্দীয়) এবং 
প্রকৃতিগতভাবে নেক মেযাজ হওয়া ছাড়া তিনি এমন কোন গুণের অধিকারী 
ছিলেন না- যদ্দারা প্রমাণিত হয় যে, তিনি ভবিষ্যতে ইসলামের কোন গুরুত্বপূর্ণ 
খেদমত আনজাম দিতে যাচ্ছেন। 

কিন্তু তার জীবনের আপাদমস্তকই ছিল যেন ইসলামের জন্য একটি মু'জিযা! 
তিনি যেভাবে খিলাফতের আসনে সমাসীন হন সেটাও আল্লাহরই কুদরতের একটি 
নিশানী ছিল। মৌরুসী রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় তার খিলাফত লাভের কোনই সুযোগ 
ছিল না। যদি সকল অবস্থা স্বাভাবিক গতিতে চলতে থাকত তাহলে বড়জোর তিনি 
কোন একটি অঞ্চলের শাসনকর্তা হতে পারতেন কিন্তু আল্লাহ্‌র ইচ্ছা ছিল 
অন্যরূপ! সুলায়মান ইবৃন “আবদুল মালিক অসুস্থ হয়ে পড়েন। তীর ছেলেরা ছিল 
ছোট্ট শিশু। তিনি তাদেরকে লম্বা লম্বা ঝলমলে শাহী পোশাক পরতে দেন এবং 
কটি দেশে হাতিয়ারও বেঁধে দেন যাতে করে তাদেরকে একটু বড়সড় দেখায় । 
এতদসত্ত্বেও তারা তার চোখে পড়বার মত হয়নি। তখন তিনি অত্যন্ত 
আফসোসের সঙ্গে তাদের থেকে দৃষ্টি ফেরান এবং বলেন : সেই ব্যক্তিই 
সৌভাগ্যবান যার সন্তান-সন্ততি বড় হয়ে গেছে। রাজা’ ইবন হায়াত- যিনি এই 
সুযোগের অপেক্ষায় ছিলেন, হযরত ওমর. ইব্‌ন ‘আবদুল ‘আযীয (র)-কে তার 
স্থলাভিষিক্ত করার ব্যাপারে খলীফাকে পরামর্শ দেন এবং খলীফা তাঁর পরামর্শ 
গ্রহণ করেন! রাজা'র 'এই কৃতিত্বপূর্ণ অবদান ছিল (যা একটি ধর্মীয় ইনকিলাব 
সৃষ্টির মাধ্যম হয়েছিল) বড় বড় মুজাহাদা ও শত শত বর্ষব্যাপী “ইবাদত-বন্দেগী 
চাইতেও অধিক মূল্যবান ও গুরুত্বপূর্ণ 


হযরত ওমর ইব্‌ন ‘আবদুল ‘আযীয (র) | 8৫ 


ওমর ইব্‌ন “আবদুল আযীষ (র) হুকুমতের লাগাম হাতে নেওয়ার সাথে সাথে 
এতটুকু দেরী না করে সেই সব আমলাকে প্রশাসনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেন 
যারা ছিল শক্ত রকমের জালেম এবং যাদের অন্তরে আল্লাহ্‌র কোন ভয় ছিল না। 
সিংহাসনে আরোহণকালে তীর সামনে শাহী জীক-জমক ও আড়ুম্বরপূর্ণ যে সব 
মূল্যবান উপকরণ উপঢৌকন হিসাবে পেশ করা হয়েছিল, তিনি অবিলম্বে সেগুলো 
বায়তুল মালে পাঠিয়ে দেন। সেই মুহূর্ত থেকেই তার আচার-আচরণ ও 
জীবনধারা একদম পাল্টে যায়। মনে হচ্ছিল, তিনি খলীফা সুলারমানের 
স্থলাভিষিক্ত নন, বরং আমীরু’ল-মু'মিনীন হযরত ওমর ইবনু'ল-খাত্তাব (রা)-এর 
নিজ নিজ খান্দান ও শহরগুলোতে পাঠিয়ে দেন। তিনি স্বীয় মজলিসকে যা 
ইরানের শাহানশাহ ও রোম সম্রাটের দরবারের রূপ নিয়েছিল, খিলাফতে রাশেদার 
নমুনা মাফিক সাদাসিধা ও সুন্নাহ্‌ মুতাবিক ঢেলে সাজান । তিনি তার জায়গীরসমূহ 
মুসলমানদের ফিরিয়ে দেন, এমন কি স্ত্রীর গহনাপত্রও বায়তুলমালে জমা দিয়ে 
দেন। তিনি এরূপ যুহ্দসুলভ জীবন ইখৃতিয়ার করেন যার নজীর বাদশাহদের 
মধ্যে তো দূরের কথা, ফকীর-দরবেশদের মধ্যেও মেলা ভার। তিনি তার 
পোশাক-আশাকের সংখ্যা এমনভাবে কমিয়ে দিয়েছিলেন যে, তীর একটি মাত্র 
কুর্তা ছিল এবং সেটি শুকানোর অপেক্ষায় থাকায় জুম'আর জামা“আতে শরীক 
হতে তীর কখনো কখনো বিলম্ব হত। বনু উমায়্যা, যারা গোটা মুসলিম সাম্রাজ্যকে 
নিজেদের জায়গীর এবং বায়তুল-মালকে নিজেদের পৈতৃক সম্পত্তি বলে মনে 
করত, এখন তা থেকে শুধু মাপা-জোখা অংশ পেতে থাকে । তার নিজের ঘরের 
অবস্থাও ছিল এই যে, একবার তিনি তীর শিশু-সন্তানদের সঙ্গে মিলিত হতে গিয়ে 
দেখতে পান, যে বাচ্চাই তার সঙ্গে কথা বলছে- সেই তার মুখের ওপর হাত চাপা 
দিচ্ছে। কারণ জিজ্ঞাসা করে জানতে পারলেন যে, আজ তারা সবাই কেবল ডাল 
ও পেঁয়াজ, খেয়েছে। তিনি অশ্রু ভারাক্রান্ত চোখে বলেন, “তোমরা কি চাও যে, 
তোমরা রকমারি খানা খাও আর তোমাদের পিতা জাহান্নামে যাক!” এ কথা 
শোনার পর তারাও কেঁদে ফেলে ।১ এটা সেই সময়কার কথা যখন তিনি ছিলেন 
তৎকালীন বিশ্বের সর্ববৃহৎ সাম্রাজ্যের অধীশ্বর। তীর ব্যক্তিগত মালিকানাধীন 
সম্পত্তির পরিমাণ এই দীড়িয়েছিল যে, হজ্জ করবার প্রবল আগ্হ থাকা সত্তেও তা 
সমাধা করবার মত প্রয়োজনীয় ব্যয়-নির্বাহের সঙ্গতি তাঁর ছিল না। খাস 
১, সীরাতে ওমর ইব্‌ন ‘আবদুল ‘আযীয (র), মুহাম্মদ ইবৃন “আবদুল হাকামকৃত, ৫৫ পৃ*। 


৪৬ সং্থামী সাধকদের ইতিহাস 


নওকরকে (যে ছিল তীর আন্তরিক বন্ধু) জিজ্ঞাসা করেন ৪ তোমার নিকট কিছু 
আছে কি? সে বলল ৪ দশ-বার দীনারের মত আছে। তিনি বললেন £:এতে 
কিভাবে হজ্জ সমাধা হতে পারে? অতঃপর উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত অর্থ-সম্পদের 
একটি বিরাট পরিমাণ তার হাতে এসে পৌছে। তখন খাদেম খলীফাকে 
মুবারকবাদ জানিয়ে বলে, হজ্জের সামান তো এসে গেছে। খলীফা বললেন, 
“আমরা এই বিভ্ত-সম্পদ থেকে বহুদিন পর্যন্ত উপকার লাভ করেছি। এখন এটা 
সাধারণ মুসলমানদের হক ।” এই বলে তিনি এওঁ সম্পদ বায়তুল-মালে জমা দিয়ে 
দেন। 


খলীফা ওমর ইব্‌ন ‘আবদুল 'আযীষের দৈনিক খোরাকি খরচ দুই দিরহামের 
বেশি ছিল না। সতর্কতার অবস্থা এমন ছিল যে, যদি সরকারী বাতি জুলত এবং 
সে অবস্থায় কেউ তাকে তার ব্যক্তিগত কুশলাদি জিজ্ঞাসা করতে থাকত অথবা 
কোন ব্যক্তিগত কথাবার্তা ও আলাপ-আলোচনা শুরু হয়ে যেত, তিনি তৎক্ষণাৎ 
বাতি নিভিয়ে দিতেন এবং আলোর জন্য ব্যক্তিগত বাতি চেয়ে আনতেন। 


গোসলের সময় বায়তুল-মালের বাবুর্টিখানার গরম পানি ব্যবহার করা থেকে 
তিনি বিরত থাকতেন, এমন কি বায়তুল-মালের মেশৃক-এর ঘ্রাণ নেওয়াও তিনি 
পছন্দ করতেন না।১ 


তীর সতর্কতা কেবল তীর নিজের ব্যক্তিসত্তা পর্যন্তই সীমাবদ্ধ ছিল না, বরং 
তিনি তার হুকুমতের আমলাদেরকেও সব ব্যাপারে সতর্কতা অবলম্বনের শিক্ষা 
মোমবাতি ও বাতি সরবরাহ করা হয়। সুলায়মানের ইনতিকালের পুর এই চিঠি 
হযরত ওমর ইবৃন “আবদুল ‘আযীয রে)-এর হাতে পড়ে । তিনি উত্তরে লিখেন, 
“আবু বকর! আমার স্মরণ আছে যে, এই পদে অধিষ্ঠিত হবার পূর্বে শীতের 
অন্ধকার রাত্রেও তুমি মোমবাতি এবং অন্য কোন বাতি ছাড়াই পথে বের হতে। 
তোমার সেই অবস্থা আজকের এই অবস্থা থেকে উত্তম ছিল! আমার ধারণায় 
তোমার ঘরের মোমবাতি ও বাতি দ্বারাই তোমার কাজ চালানো উচিত।”২ এ 
ধরনেরই একটি দরখাস্তের ওপর যেখানে সরকারী কাজে কাগজ চেয়ে পাঠানো 
হয়েছিল, তিনি লিখেছিলেন ৪ 


১. সীরতে ওমর ইবৃন “আবদুল 'আযীয-৪৪ পৃ. । 
২. এ, ৬৪ পৃঃ ৩. এ, ৬৪ পৃ.। 


হযরত ওমর ইব্‌ন ‘আবদুল ‘আযীয রর) ৪৭ 


কলম চিকন করে এবং ছোট ছোট করে লিখ । একই পৃষ্ঠায় অনেক জরুরী 
বিষয় লিখে দাও। মুসলমানদের এমন লম্বা-চওড়া কথার প্রয়োজন নেই, যার 
কারণে অযথা বায়তুল-মালের ওপর বোঝা ভারী হয়।* 


সংস্কার 

হযরত ওমর ইবৃন ‘আবদুল ‘আযীয রে) তীর যুহদ-এর যিন্দেগী এবং 
তাকওয়া, সতর্কতা ও সংযমের দ্বারা হুকুমতের প্রাণসত্তাই বদলে দেন! তীর প্রথম 
ও মৌলিক বিপ্লব ছিল এই যে, তিনি হুকুমতের দৃষ্টিকোণই পাল্টে দেন। সে সময় 
হুকুমত কেবল ট্যাক্স ও রাজস্ব আদায় এবং তা ব্যয় করার একটি ব্যবস্থাপক 
সংস্থায় পরিণত হয়েছিল। সাধারণ মানুষের “আকীদা-আখলাক ও তাদের 
গোমরাহী ও হিদায়াতের ব্যাপারে রাষ্ট্রের কোন মাথা ব্যথা ছিল না। কিন্তু ওমরের 
গোটা রাষ্ট্রীয় ব্যবস্থাপনা নিঙ্নলেখ প্রখ্যাত এতিহাসিক উক্তিকে কেন্দ্র করে 
আবর্তিত হতে থাকে : 

মুহাম্মদ সৌ)-কে দুনিয়ার হাদী পেখ-প্রদর্শক) হিসাবে পাঠানো হয়েছিল, 

তহশীলদার হিসেবে নয় !২ 

অর্থাৎ হুকুমতের মেযাজ ও দৃষ্টিকোণই তিনি বদলে দেন এবং তাকে পার্থিব 
হুকুমতের প্ররিবর্তে “খিলাফাত “আলা মিনহাজু*ন-নুরুওয়াত” বানিয়ে দেন। তীর 
গোটা খিলাফত আমলটাই ছিল সেই একটি বাক্যের বাস্তব ব্যাখ্যা তিনি রাষ্ট্রীয় 
কল্যাণ ও স্বার্থের মুকাবিলায় সব- সময় দীন, তার মূলনীতি ও আখলাককেই 
অধ্থাধিকার দিয়েছেন এবং পার্থিব লাভালাতের মুকাবিলায় হুকুমতের আর্থিক 
ক্ষতিকে কখনো তিনি গ্রাহ্যের মধ্যে আনেননি। তীর খিলাফত যুগে ইসলামী 
হুকুমতের অমুসলিম বাসিন্দারা যিশ্মী) বিরাট সংখ্যায় ইসলাম গ্রহণ করে; যার 
ফলে জিষয়ার অর্থ- খা রাষ্ট্রীয় আমদানির একটি গুরুত্বপূর্ণ উপাদান ও উৎস ছিল, 
দিন দিনত্থাস পেতে থাকে এবং হুকুমতের আর্থিক ভারসাম্যের ওপর এর একটি 
বিরাট প্রভাব পড়ে। সাম্রাজ্যের উর্ধ্বতন কর্মকর্তাগণ এই বিপদের প্রতি খলীফার 
মনোযোগ আকর্ষণ করলে তিনি জওয়াবে বলেন ৪ এটা তো আঁ-হঘরত (সা)-এর 
নবী হিসাবে প্রেরিত হবার লক্ষ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ । একবার অন্য একজন 
দায়িত্বশীল কর্মকর্তাকে তিনি লিখে পাঠান ঃ আমি খুব খুশি হব যদি সকল 
অমুসলিম মুসলিম হয়ে যায় এবং (জিষয়া খাতের আমদানি বন্ধ হয়ে যাবার 
কারণে) আমার ও তোমার দু'জনকেই হাল চালিয়ে নিজেদের পেট ভরাতে হয়।* 


৪৮ সংগ্রামী সাধকদের ইতিহাস 


য়ামানে রাজস্কের একটি নির্দিষ্ট হার নির্ধারিত ছিল- চাই কি ফসল ভাল হোক 
কিংবা খারাপ । সেখানকার শাসনকর্তা বিষয়টি খলীফাকে অবহিত করলে তিনি 
বলেন $ ফসল মাফিক অর্থ আদায় হওয়া উচিত। এর ফলে যদি সমগ্র য়ামান 
এলাকা থেকে এক মুষ্টি শস্য কিংবা একদানা খোরাকও না আসে- তবু আপত্তির 
কিছু নেই।১ তিনি চুঙ্গি (নগর-শুক্ক) থেকে গোটা রাষ্ট্রকে অব্যাহতি দেন এবং 
আমলাদের লেখেন : 

এটি অপবিত্র জিনিস। এ সম্পর্কে কুরআন মজীদে ইরশাদ রয়েছে ৪ 

(০4৬০) es ১5০31 ০8 GES এও নন LPS YS 

লোকদেরকে তাদের জিনিস কম দিও না এবং যমীনের বুকে অশান্তি ও 

ফাসাদ সৃষ্টি করে বেড়িও না। : - সূরা হুদ ৮৫ 

লোকেরা এর নাম বদল করে একে জায়েয বানিয়ে নিয়েছে।২ 

কতিপয় শর'ঈ বিধানসন্মত ট্যাক্স ভিন্ন সব ধরনের নাজায়েয রাজস্ব, এমন কি 
বিশ প্রকারের ট্যাক্স_ যা সাবেক শাসক ও আমলারা উদ্ভাবন করেছিল, একেবারে 
চিরতরে মাফ করে দেন।৩ তিনি স্থল ও সমুদ্র পথ খুলে দেবার নির্দেশ দেন এবং 
সকল ধরনের বাণিজ্যিক বাধ্যবাধকতা ও কঠোর বিধি-নিষেধ রহিত করেন ।8 


তিনি গোটা সাম্রাজ্য জুড়ে এমন সব সংস্কার সাধন করেন যার ফলাফল ছিল 
সুদূরপ্রসারী । তিনি সমগ্র রাষ্ট্রে একই ধরনের মাপ নির্ধারণ করেন।€ প্রাদেশিক 
শাসনকর্তা ও রাষ্ট্রের আমলাদের পক্ষে ব্যবসা-বাণিজ্য পরিচালনার ওপর 
নিষেধাজ্ঞা আরোপ করেন৬ এবং বেগার শ্রমকে আইনত নিষিদ্ধ ঘোষণা করেন।৭ 
রাষ্ট্রীয় ভূ-সম্পত্তির একটি নির্দিষ্ট অংশকে আমীর-উমারা, শাহী খান্দানের লোক ও 
শাসনকর্তারা নিজেদের শিকার ক্ষেত্র অথবা চারণভূমিতে পরিণত করে পতিত 
রেখে দিয়েছিল ।.তিনি নির্দেশ দেন যে, সে সবই জনসাধারণের মালিকানাধীন 
সম্পত্তি।৮ জনসাধারণের তোহফা (উপহার-উপচৌকন) গ্রহণ করাকে আমলাদের 
জন্য তিনি কঠোরভাবে নিষিদ্ধ করে দেন এবং বলেন, এটা যদি কোন সময় 
তোহফাও হয়ে থাকে তবু এখন তা ঘুষ ছাড়া কিছু নয়।৯ তিনি শাসনকর্তাদের 
প্রতি নির্দেশ পাঠান তারা যেন জনসাধারণকে তাদের সাথে সাক্ষাত করার এবং 
অভাব-অভিযোগ পেশ করার পূর্ণ সুযোগ-সুবিধা প্রদান করেন। হজ্জের সময় 
ই ই জর ই আল আব ১২৭ 


রি 8. এ, ৯৮ পৃ ৫. এ, ৯৯ পৃ; ৬, এ। 


২. 
৩. 
৭. এ, ১০০ পৃ.; ৮. এ ৯৭ পৃ; ৯. এ, ১৬২ পৃ; 


হযরত ওমর ইব্‌ন ‘আবদুল ‘আযীয (রর) ৪৯ 


ঘোষণা দেওয়া হ'ত ঃ কারো ওপর জুলুম করা হয়েছে- এমন কোন তথ্য কেউ 
প্রদান করলে এবং এ ব্যাপারে কোন সৎ পরামর্শ দিলে তাকে এক শ’ থেকে তিন 
শ' দীনার পর্যন্ত পুরষ্কার দেওয়া হবে।১ 


আমল-আখলাকের প্রতি মনোনিবেশ 

সে সময় পর্যন্ত খলীফা কেবল শাসকই ছিলেন, জনসাধারণের আমল- 
আখলাকের প্রতি মনঃসংযোগের যেমন ফুরসৎ তার ছিল না- তেমনি এর কোন 
যোগ্যতাও তীর ছিল না, এমন কি তখন মনেই করা হ'ত না যে, খলীফা 
জনসাধারণকে ধর্মীয় পরামর্শ দান করবেন, তাদের আখলাক ও আচার-আচরণ 
দেখাশোনা করবেন এবং তাদেরকে ওয়াঁজ-নসীহত করবেন। এ কাজ কেবল 
“উলামায়ে কিরাম ও মুহাদ্দিহীন করবেন বলেই মনে করা হত। ওমর ইব্ন 
‘আবদুল ‘আযীয (র) এই জাতীয় ধারণার অবসান ঘটান এবং নিজেকে প্রকৃত ও 
বাস্তব অর্থে খলীফা হিসাবে প্রমাণিত করেন। তিনি খিলাফতের দায়িতৃভার গ্রহণ 
করতেই হুকুমতের আমলা ও ফৌজী অফিসারদের কাছে যে সমস্ত দীর্ঘ চিঠি ও 
ফরমান পাঠান তা ব্যবস্থাপনা সম্পর্কিত হবার তুলনায় বেশির ভাগ ক্ষেত্রেই ছিল 
ধর্মীয়, নৈতিক ও চারিত্রিক বিষয় সম্পর্কিত। সে সব পত্রের মধ্যে হুকুমতের 
প্রাণসত্তার চাইতে পরামর্শ ও নসীহতের রূপই বেশি থাকত। কোন কোন পত্রে 
তিনি সাবেক ইসলামী যিন্দেগী নেবুওয়ত ও খিলাফতে রাশেদার যুগ) ও সে যুগের 
সমাজ চিত্র অংকন করেছেন এবং ইসলামের অর্থনৈতিক ব্যবস্থাপনা ও রাষ্ট্রীয় 
পদ্ধতির বিশ্লেষণ করেছেন।২ উক্ত পত্রসমূহে তিনি ফৌজী অফিসারদেরকে 
সময়মত সালাত কায়েম করতে, তা ঠিক মত কায়েম হচ্ছে কিনা তার বন্দোবস্ত 
করতে এবং জ্ঞানের প্রচার ও প্রসারের ক্ষেত্রে তৎপর হতে তাকীদ করেছেন।১ 
আমলাদেরকে তিনি তাকওয়া ও শরীয়তের আনুগত্যের ওসিয়্যুত করতেন,৪ নিজ 
নিজ এলাকায়ই ইসলামের দাওয়াত ও তাবলীগের ব্যাপারে উৎসাহিত করতেন 
এবং একেই রাসূল (সা)-এর রিসালাত ও ইসলামের মূল উদ্দেশ্য ও লক্ষ্য বলে 
উল্লেখ করতেন।€ জনসাধারণকে সৎকার্ষের আদেশ দান এবং অসৎ কার্য থেকে 
বিরত রাখার জন্যও তিনি আমলাদেরকে তাকীদ দিতেন। এই অপরিহার্য দায়িত্ব 
পালনে অসতর্কতা দেখালে কি ক্ষতি হবে এবং এর কি নিদারুণ মূল্য দিতে হবে 
তা তিনি সকলকে বুঝিয়ে বলতেন। সাম্রাজ্যের আমলাদেরকে সাজা ও শিক্ষা 


১১১২৬১১২১৭৯ 
১. লীরতে ওমর ইবন ‘আবদুল ‘আযীয - ১৪১ পৃ. 

২ সীরতে ওমর ইব্‌ন ‘আবদুল ‘আযীয (ইব্ন ‘আবদুল হণাকামকৃত) ৬৯। 
৩. এ ৭৯ পৃ ৪ এ. ৯২ পৃ. ৫. ও, ১৩৭ পৃ.; ৬. এ ১৬৭ পৃ. । 


সংগ্রামী সাধকদের ইতিহাস-(১ম)-০৪ 


৫০ সংগ্রামী সাধকদের ইতিহাস 


প্রদানের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখতেও সতর্কতা অবলম্বনের ব্যাপারে তিনি 
তাকীদ করতেন এবং ইসলামের শাস্তি বিধানের ব্যাখ্যা-বিশ্লেষণ প্রদান করতেন।১ 
অতঃপর তিনি সাম্রাজ্যের সাধারণ নাগরিকদের খারাপ ও অন্যায় কাজকর্ম এবং 
অসৎ চরিত্র সংশোধনের প্রতি মনোনিবেশ করেন। নারীদের উচ্চৈঃস্বরে বিলাপ, 
মাতম ও তাদের জানাযায় যোগদান নিষিদ্ধ করেন এবং পর্দার ব্যাপারে তাকীদ 
দেন। ২ তিনি গোত্রীয় পক্ষপাতিত্বের প্রতি নিন্দাবাদ জ্ঞাপন করেন এবং এর ওপর 
নিষেধাজ্ঞা আরোপ করেন।৩ নাবীয ব্যবহারের ক্ষেত্রে দারুণ প্রবণতা দেখা 
দিয়েছিল এবং এর মাধ্যমে জনসাধারণ শরাব পর্যন্ত পৌছে গিয়েছিল যার ফলে 
সমাজে বিভিন্ন ধরনের নৈতিকতাবিরোধী ও চরিত্র বিধ্বংসী কার্যকলাপ শুরু হয়ে 
গয়েছিল। তিনি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যাখ্যা-বিশ্লেষণ দেন ও সাবধান বাণী 
উচ্চারণ করেন।৪ 
“ইল্ম ও সুন্নাহ পুনজবিনে তীর ভূমিকা . 
তিনি দীনী ইল্ম সংরক্ষণ, সংকলন ও সুন্নাহ্‌র পুনজীবনের দিকে মনোনিবেশ 
করেন। তিনি হাদীছ সংকলনের প্রতি আবু বকর ইবন হয্ম নামক একজন প্রখ্যাত 
‘আলিমের দৃষ্টি আকর্ষণ করেন এবং তাঁকে লেখেন £ 
UIs pall ০০৪০৭ SAS ৮ LSU ao ৭111 159 Sous 90৫৮5 ১৪ 
Lala 
আঁ-হযরত (সা)-এর যে কোন হাদীছ পাওয়া মাত্রই তা লিপিবদ্ধ করুন। 
কেননা আমি ‘আলিমদের বিদায় এবং 'ইল্ম-এর অন্তর্ধানের আশঙ্কা করছি। 
তিনি হাদীছ ভাণ্ডার সংগ্রহের প্রতি, বিশেষ করে “উমরাহ্‌ বিনতে ‘আবদুর 
রহমান আনসারিয়া ও কাসিম ইবৃন মুহাম্মদ ইবৃন আবূ বকর-এর মনোযোগ 
আকর্ষণ করেন এবং তাঁদেরকে তা লিপিবদ্ধ করতে বলেন। তিনি এই প্রয়োজনীয় 
বিষয়টির প্রতি সাম্রাজ্যের সকল আমলা ও খ্যাতনামা ‘উলামায়ে কিরামেরও দৃষ্টি 
আকর্ষণ করেন এবং স্থায়ী নির্দেশ জারী করেনঃ 
ssl plang le এ ৯ al 15৮০ ০০৩০৯ Al Igy 
রসূল (সা)-এর হাদীছ তন্ন তন্ন করে খৌজ ও সংগ্রহ করো।৫ 
এই সঙ্গে তিনি ‘উলামায়ে কিরাম-এর ভাতা নির্ধারণ করে দেন যাতে ভারা 
একাগ্রতা ও গভীর অভিনিবেশ সহকারে “ইল্ম-এর প্রচার ও শিক্ষা দানে ব্রতী হতে 
পারেন। 


১. সীরতে ওমর ইব্‌ন ‘আবদুল 'আধীয, ৭০ পৃ.২. ও ১০৭ পৃ ৩. ও, ১০২ পৃ.) ৪ এ, ১০পৃ.; 
৫. তারীখ-ই-ইম্পাহান আবু ন'ঈম); ৬. সীরতে ওমর ইবন ‘আবদুল ‘আযীয, ১৬৭ পৃ.। 


হযরত ওমর ইবৃন “আবদুল ‘আযীয €র) ৫১ 


তিনি নিজেও একজন বড় “আলিম ছিলেন। তিনি ব্যক্তিতভাবেও ফরয ও 
সুন্নতের বিশ্লেষণের দিকে মনোনিবেশ করেন। খিলাফত লাভের প্রাথমিক 
দিনগুলোতে তিনি নিম্নলিখিত নির্দেশটি জারী করেন ৪ 


ইসলামের এমন কিছু বিধি-বিধান ও আইন-কানুন রয়েছে যেগুলোর ওপর 
আমল করলে ঈমান পূর্ণাঙ্গ হয়। যে এগুলোর ওপর আমল করবে না তার 
ঈমান অপূর্ণ থেকে যাবে যদি কিছুদিন বেঁচে থাকি তাহলে আমি সে শিক্ষাই 
দেব এবং তোমাদেরকে তার ওপর পরিচালিতও করব। যদি এর 
আমার বিদায় মুহূর্ত এসে যায় তা হলেও আপত্তির কিছু নেই। কেননা আমি 
তোমাদের ভেতর বেঁচে থাকতেও খুব একটা আগ্রহী নই।১ 


কতিপয় পত্র ও ফরমান 


সায়্যিদুনা ওমর ইব্‌ন “আবদুল “আযীয (র)-এর মধ্যে যে আন্তরিকতা, 
ইসলামী মানসিকতা ও প্রাণ-চাঞ্চল্য বিদ্যমান ছিল (এবং যা শেষাবধি তার 
প্রশাসনিক ব্যবস্থাপনায়ও উজ্জ্বলরূপে প্রতিভাত হয়) তার সঠিক পরিমাপ তীর এ 
সমস্ত চিঠি-পত্ৰ ও সরকারী ফরমান থেকেই করা যায় যা তিনি সময় সময় 
সাম্রাজ্যের সর্বোচ্চ কর্মকর্তা ও পদাধিকারী ব্যক্তিদের কাছে পাঠিয়েছিলেন। 
এগুলো থেকে বোঝা যায় আল্লাহ্‌ তা'আলা তাকে কী খালিস ও নির্ভেজাল 
মন-মস্তিফ ও মানসিকতার অধিকারী করেছিলেন । তীর ওপর জাহেলিয়াত ও বনী 
উমায়্যার রাজন্যবর্গের চরিত্র ও ধ্যান-ধারণার কোন প্রভাবই পড়েনি। 


একবার তিনি অবগত হলেন যে, কোন কোন গোত্রীয় সর্দার ও উমায়্যা যুগের 
কিছু কিছু নব্য ধনিক জাহেলিয়া যুগে প্রচলিত পারস্পরিক মিত্রতা বন্ধনে 
অঙ্গীকারাবদ্ধ হবার রীতি পুনরুজ্জীবিত করছে২ এবং যুদ্ধ ও মুকাবিলার ক্ষেত্রে [4 
শ১51191 9১5৮4 (অৰ্থাৎ হে অমুক গোত্র অথবা হে মুদার গোত্র! তোমরা 
তোমাদের মিত্রদের সাহায্যে এগিয়ে এস) ইত্যকার জাহিলী যুগের সন্বোধনমূলক 
ধ্বনি উচ্চারণ করতে শুরু করেছে। এ ছিল ইসলামের সম্পর্ক, ভ্রাতৃত্ব ও সামাজিক 
ব্যবস্থাপনার বিপক্ষে একটি জাহিলী ব্যবস্থাপনা ও জাহিল প্রথার পুনরুজ্জীবন। 
এতে ছিল বহু ফেতনার পূর্বাভাষ। সাবেক শাসকবৃন্দ সম্ভবত রাষ্ট্রীয় সুবিধা 
১. সহীহ বুখারী, কিতাবুল ঈমান অধ্যায় । 
২. জাহিলী যুগে এক গোত্র অপর গোত্রের এবং এক ব্যক্তি অপর ব্যক্তির মিত্রে পরিণত হ'ত । অতঃপর সে 


বিভিন্নভাবে তার প্রতি পক্ষপাতিত্ব প্রদর্শন করত এবং ন্যায়-অন্যায় ও সত্যাসত্যে সবক্ষেত্রে তার 
সহায়তা করত। 


৫২ সংগ্রামী সাধকদের ইতিহাস 


হাসিলের কুমতলবে একে প্রশ্রয় দিত। কিন্তু ওমর ইবৃন “আবদুল ‘আযীয এর 
বিপদের দিকটি ভালভাবে উপলব্ধি করেন এবং এর প্রতিবিধানের ব্যাপারে স্থায়ী 
রহমানকে তিনি লিখেন ৪ 
হামদ ও সালাত বাদ! তুমি অবগত হও যে, নিশ্চয় আল্লাহু তা'আলা এই 
ইসলাম, যাকে তিনি নিজের জন্য ও স্বীয় বিশিষ্ট বান্দাগণের জন্য মনোনীত 
করেছেন- ভিন্ন অন্য কোন দীন ধের্ম)-কে কবুল করেন না। আল্লাহ্‌ তা'আলা 
ইসলামকে স্বীয় গ্রন্থ দ্বারা সম্মান দান করেছেন এবং এর মাধ্যমে ইসলাম ও 
গায়র-ইসলামের মধ্যে পার্থক্য রেখা টেনে দিয়েছেন। ইরশাদ হচ্ছে ৪ 
Ulla El ১০11 cs 42 0৯০ কও 9 এ ১০84৯ S53 
১১০৮০০০1৪৪১ 5১৪০১৭। ০৭৭৯০ bo eps gil 
(১০১: 55410)- 
আল্লাহ্‌র নিকট থেকে তোমাদের নিকট এসেছে এক জ্যোতি ও সুস্পষ্ট 
কিতাব । যারা আল্লাহ্র সন্তুষ্টি লাভ করতে চায়- এর দ্বারা তিনি তাদেরকে 
শান্তির পথে পরিচালিত করেন এবং নিজ অনুমতিক্রমে অন্ধকার থেকে বের 
করে আলোর দিকে নিয়ে যান এবং ওদেরকে সরল পথে পরিচালিত করেন। 
- আল-মায়িদা, ১৫-১ আয়াত 
তিনি আরও ইরশাদ করেন ৪ 
:৮11)-19305 15 %। ৭০৩5০ ৯155 4) ৩155 
৯০০ 
আমি সত্যসহই কুরআন অবতীর্ণ করেছি এবং তা সত্যসহই অবতীর্ণ হয়েছে। 
আমি তো তোমাকে কেবল সুসংবাদদাতা ও সতর্ককারীরপে প্রেরণ করেছি। 

- সূরা ইসরা, ১০৫ আয়াত 
আল্লাহ্‌ তা'আলা আঁ-হযরত (সা)-কে প্রেরণ করেছেন এবং তার ওপর স্বীয় 
গ্রন্থ অবতীর্ণ করেছেন। সেই সময় (ওহে আরববাসী! তোমরা জান যে,) 
পথভ্রষ্টতা, মূর্খতা, পেরেশানি ও ভীষণ মানসিক অস্থিরতার মধ্যে মানবতা 
হাবুডুবু খাচ্ছিল। ফেতনা-ফাসাদ তোমাদের মধ্যে জেঁকে বসেছিল। লোকেরা 
তোমাদের দাবিয়ে রেখেছিল এবং সাধারণের নিকট দীনের যতটুক অবশিষ্ট 
ছিল তা থেকেও তোমরা মাহ্রূম ছিলে । এক কথায় বলতে গেলে, এমন কোন 
গোমরাহী ছিল না যার মধ্যে তোমরা লিপ্ত ছিলে না। তোমাদের মধ্যে যারা 
বেঁচে থাকত তারা মূর্খতা ও গোমরাহীর মধ্যেই বেঁচে থাকত; আর তোমাদের 


হযরত ওমর ইব্‌ন ‘আবদুল ‘আযীয রে) ৫৩ 


মধ্যে যারা মারা যেত তাদের ঠিকানা হত জাহান্নাম । অবশেষে আল্লাহ পাক 
তোমাদেরকে মূর্তিপূজা, যুদ্ধ-বিগ্রহ, পারস্পরিক ঘৃণা-বিদ্বেষ প্রভৃতি মন্দ কাজ 
থেকে রক্ষা করলেন। তোমাদের মধ্যে যারা অস্বীকারকারী তারা অস্বীকার 
করল। এদিকে আল্লাহ্র পয়গন্বর আল্লাহর কিতাব এবং ইসলামের দা‘ওয়াত 
দিতে থাকলেন ৷ অতঃপর তোমাদের মধ্যে খুব কম সংখ্যক লোকই তীর ওপর 
ঈমান আনল । অবশ্য এখন কিছু দুর্বল লোকও ঈমান আনল যারা সব সময় 
ভীত ও সন্ত্রস্ত থাকত এই ভয়ে যে, লোকেরা তাদেরকে ছোঁ মেরে না নিয়ে 
যায়! আল্লাহ্‌ তাদেরকে আশ্রয় দিলেন, তাদেরকে সাহায্য-সহযোগিতা দান 
করলেন এবং তাদেরকে সেই সব লোকও দান করলেন যাদের ইসলাম গ্রহণ 
তীর মর্জিতে ছিল। শেষ পর্যন্ত আল্লাহ্‌ তীর সেই ওয়াদা পূর্ণ করলেন যাকে 
স্বল্প সংখ্যক মুসলমান ব্যতিরেকে সাধারণ লোকেরা অসম্ভব মনে করেছিল । 
আল্লাহ্‌ পাক ইরশাদ করেন £ 
৪25 dE ১ এও এ 3০015555819 45০5 Lol এ ya 

- ১৪৮০] 
তিনিই আল্লাহ্‌) তাঁর রসূলকে হিদায়াত ও সত্য-সুন্দর জীবন-ব্যবস্থাসহ 
পাঠিয়েছেন তাকে অন্য সকল বাতিল জীবন-ব্যবস্থার ওপর বিজয়ী হিসাবে 
প্রতিষ্ঠিত করার জন্য, যদিও তা মুশরিকদের নিকট অপছন্দনীয় হয়। 

- সুরা সাফ, ৯ আয়াত 
কতক আয়াতে আল্লাহ পাক স্বয়ং মুসলমানদের সঙ্গে ওয়াদা করেছেন। 
ইরশাদ হচ্ছে : 

(৫১১০০৪০৪৪৯০ 21০৭ Isles pie 15০1 52301 2101 ১০5 

তোমাদের ভেতর যারা ঈমান আনে এবং সৎকর্ম করে আল্লাহ্‌ তাদেরকে 
প্রতিশ্রতি দিচ্ছেন যে, তিনি তাদেরকে পৃথিবীতে খিলাফত দান করবেনই 
যেমন তিনি খিলাফত দান করেছিলেন তাদের পূর্ববর্তীদেরকে এবং তিনি 
অবশ্যই তাদের জন্য সুদৃঢ় করবেন তাদের দীনকে যা তিনি তাদের জন্য 
মনোনীত করেছেন এবং তাদের ভয়-ভীতির পরিবর্তে তাদেরকে অবশ্যই 
করবে না। - সূরা নূর, ৫৫ আয়াত 


স্থামী সাধকদের ইতিহাস 


যা-হোক আল্লাহ্‌ পাক তার নবী ও মুসলমানদের সঙ্গে কৃত ওয়াদা পূরণ করে 
দেখিয়েছেন। ওহে ইসলামের অনুসারীবৃন্দ! মনে রেখ যে, আল্লাহ্‌ তা'আলা 
তোমাদের যা কিছু দিয়েছেন- তা এই ইসলামের মাধ্যমেই দিয়েছেন যার 
বদৌলতে তোমরা শত্রুর ওপর বিজয়ী হয়েছ এবং যার কারণে তোমরা 
কিয়ামতের দিনে সাক্ষ্যদাতা হবে। তোমাদের জন্য দুনিয়া ও আখিরাতে এ 
ছাড়া কোন গতি নেই, নেই কোন দলীল-প্রমাণ, নেই কোন বাঁচার পথ, নেই 
আত্মরক্ষার কোন মাধ্যম; আর এ ছাড়া তোমাদের কোন শক্তিও নেই। 


আমি তোমাদেরকে এই কুরআন এবং এর ওপর আমল না করার অশুভ 
পরিণতি সম্পর্কে সাবধান করে দিচ্ছি। এর ওপর আমল না করার পরিণতিতে 
উন্মার মধ্যে যে রক্তপাত, গৃহযুদ্ধ ও বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়েছে তা তো 
তোমাদের চোখের সামনেই রয়েছে। অতএব, যে কাজ থেকে আল্লাহ্‌ পাক 
তোমাদেরকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাক । আল্লাহ্‌র সাবধান বাণী 
অপেক্ষা অধিক ভীতিপ্রদ আর কিছু নেই। যে জিনিস আমাকে তোমাদের কাছে 
পত্র লিখতে বাধ্য করেছে তা এই যে, গ্রাম এলাকার অধিবাসীদের সম্পর্কে ও 
সেই সব লোক সম্পর্কে- যারা নতুন নতুন শাসনকর্তা ও পদাধিকারী 
হয়েছেন- আমি খোঁজ-খবর নিয়েছি । গ্রাম্য লোকেরা নিরক্ষর ও জাহেল 
ধরনের লোক । আল্লাহ্‌র বিধি-বিধান সম্পর্কে তাদের কোন জ্ঞান নেই। 
আন্রাহ্‌র ব্যাপারে তারা ভীষণ ধোকায় নিপতিত । তাদের সঙ্গে আল্লাহ্‌ 
তাআলার যে ব্যাপার-স্যাপার রয়েছে তা তারা ভুলে গেছে। তারা আল্লাহ্‌ 
তা'আলার সে সব নে'মতের নাশোকরী ও অসম্মান করেছে যে পর্যন্ত পৌছুবার 
কোন যোগ্যতাই তাদের ছিল না। আমাকে বলা হয়েছে যে, তাদের মধ্যে কিছু 
লোক যুদ্ধে মুদার গোত্র ও য়ামানবাসীদের সাহায্য ও আশ্রয় কামনা করে 
থাকে । তাদের ধারণা এই যে, অন্যদের মুকাবিলায় ওরাই তাদের একমাত্র 
সাহায্য ও সহায়তাদানকারী বন্ধু । আল্লাহ্‌র জন্যই সকল তাসবীহ" ও হামদ! 
এটা অত্যন্ত জঘন্য ধরনের অকৃতজ্ঞতা ও নেমতের কুফরী । ধ্বংস ও 
লাঞ্ছনা-গঞ্জনার দিকে কত দূর এগিয়ে গেছে তারা! তারা দেখছে না কী 
অনুপম শান্তি ও নিরাপত্তা থেকে তারা নিজেদেরকে বঞ্চিত করেছে এবং এক 
দল দুর্ভাগ্যের সঙ্গে নিজেদের জড়িয়ে ফেলেছে! এখন আমি ভালভাবে বুঝতে 
পেরেছি যে, যারা হতভাগা তারা নিজেদের ইচ্ছা-অভিলাষের কারণেই হতভাগা 
হয়ে থাকে । আর জাহান্নাম অযথা সৃষ্টি করা হয়নি। এ সব লোক কি আল্লাহ্‌র 
কালাম পাকে এ কথা শোনেনি ৪ 


হযরত ওমর ইবৃন ‘আবদুল ‘আযীয রে) ৫৫ 


SLATE পর পা) ও 51 925 04:৭5 EGS Saya Cl 
“মুমিনরা পরস্পর ভাই ভাই। অতএব, তোমাদের ভাইদের পরস্পরের মধ্যে 
সন্ধি ও সমঝোতা স্থাপন কর এবং আন্লাহ্‌কে ভয় কর; এটা করলে তোমরা 
আল্লাহ্র করুণা লাভ করবে ।” 
আমাকে বলা হয়েছে যে, কিছু লোক জাহেলিয়া যুগের পারস্পরিক মিত্রতা 
বন্ধনে আবদ্ধ হবার দিকে ঝুঁকে পড়েছে, অথচ আঁ-হযরত (সা) শর্তহীনভাবে 
কাউকে সাহায্য-সহযোগিতা ও সমর্থন প্রদানে নিষেধ করেছেন এবং বলেছেন, 
09.591 ৮৯১ ৯ (ইসলামে কোন অন্যায় মিত্ৰতা ও যুথবন্দী নেই)। জাহিলী 
যুগে প্রত্যেক প্রতিজ্ঞাবদ্ধ মিত্র অপর প্রতিজ্ঞাবদ্ধ মিত্রের নিকট এই 

আশা-তরসা রাখত যে, সে পারস্পরিক মিত্রতা চুক্তির হক আদায় করবে এবং 

তা পূরণ করবে- চাই কি তা জুলুমসর্বস্ব হোক, অন্যায় হোক অথবা ভাতে 
আল্লাহ্‌ ও রাসূল (সা)-এর অবমাননাই হোক। আমি সেই সব লোককে ভীতি 
প্রদর্শন করছি যারা আমার এই আহ্বান শুনবে এবং যাদের নিকট এই পত্র 
পৌছুবে ৷ তারা ইসলাম ভিন্ন অন্য কোন আশ্রয় যেন না নেয় এবং আল্লাহ, 
তীর রাসূল (সা) ও মুমিনদের পরিত্যাগ করে অপর কাউকে যেন বন্ধু হিসাবে 
গ্রহণ না করে। এই বিষয়ে আমি পরিষ্কার ভাষায় খোলাখুলিভাবে এবং বার 
বার সতর্ক ও সাবধান বাণী উচ্চারণ করছি এবং আমি এ সব লোকের ওপর 
এমন এক সত্তাকে সাক্ষী মানছি যীর কুদরত ও হিসাবের খাতায় সকল প্রাণী 
অন্তর্ভুক্ত এবং যিনি প্রত্যেক মানুষের জীবন-শিরার চাইতেও নিকটবর্তী ।১ 
তিনি তার এক ফৌজী অফিসারকে যুদ্ধে রওয়ানা হবার সময় যে 
হেদায়াতনাষা লিখে দিয়েছিলেন তা থেকেই পরিমাপ করা যায় তার মানসিকতা 
হুবহু কুরআনের ছাচে কিভাবে গড়ে উঠেছিল এবং তার দৃষ্টিভঙ্গী ও চিন্তাধারা 
দুনিয়াদার বাদশাহ ও রাজনৈতিক শাসকদের থেকে কি পরিমাণ ভিন্নতর ছিল। 
মনসুর ইবনে গালিবের কাছে প্রেরিত একটি ফরমানে তিনি লিখেছেন £ 
আল্লাহ্‌র বান্দাহ্‌ আমীরু*ল-মু'মিনীন ওমর (র)-এর এই হিদায়াতনামা মনসূর 
ইবনে গালিবের নামে যখন আমীরু’ল-মু’মিনীন তাকে দারুল হারব-এর 
অধিবাসী এবং যাদের সঙ্গে সন্ধিবদ্ধ হওয়া গেছে- এমন দেশের অধিবাসীদের 
মধ্যে যারাই মুকাবিলায় আসবে- যুদ্ধ করার জন্য পাঠিয়েছেন। আমীরু'ল- 
মু'মিনীন তাকে নির্দেশ দিয়েছেন যে, তিনি সর্বাবস্থায় তাক "ওয়া ইখতিয়ার 

টিলা হা হাকাম), ১০৪-৭ পৃ., আবুল “ইরফান নদভী 

ত | 


সম্গ্রামী সাধকদের ইতিহাস 


ফরবেন। কেননা আল্লাহ্‌র তাক"ওয়াই সর্বোত্তম সামগ্রী এবং প্রকৃত শক্তি। 
আমীরু'ল-মু'মিনীন তাকে হুকুম দিয়েছেন যে, তিনি নিজ সাথীদের ব্যাপারে 
দুশমন অপেক্ষা আল্লাহ্‌র অবাধ্যতাকেই বেশি ভয় করবেন। কেননা গুনাহ্‌ 
শত্রুর অপকৌশল ও অপপ্রয়াসের চেয়েও মানুষের জন্য অধিকতর ভয়াবহ ও 
বিপজ্জনক । আমরা শক্রর সঙ্গে যুদ্ধ করি এবং তাদের গুনাহ্র কারণেই আমরা 
তাদের ওপর বিজয়ী হই। যদি এ কথা সত্যি না হয় তাহলে প্রকৃতপক্ষে 
তাদের সঙ্গে মুকাবিলা করার শক্তি আমাদের নেই । কেননা আমাদের সংখ্যা 
তাদের সংখ্যার সমান নয়, আমাদের সামানও তাদের সামানের সমকক্ষ নয়। 
অতএব, আমরা ও তারা যদি পাপের ক্ষেত্রে সমান সমান হয়ে যাই, তাহলে 
সংখ্যা ও শক্তির দিক দিয়ে তারা আমাদের তুলনায় শ্রেষ্ঠ প্রমাণিত হবে। মনে 
রেখ, আমরা যদি তাদের ওপর হক (ন্যায় ও সত্য)-এর জন্য জয়ী হতে না 
পারি তাহলে কেবল নিজেদের শক্তির সাহায্যে তাদের ওপর কখনো জয়ী হতে 
পারব না। কারো শক্রতাকে নিজের গুনাহ অপেক্ষা বেশি তয় করার দরকার 
নেই। নিজের গুনাহ্রাজি সম্পর্কেই চিন্তা করবে৷ মনে রেখ, আল্লাহ্‌ তা'আলার 
পক্ষ থেকে তোমাদের ওপর এমন কিছু মুহাফিজ নিযুক্ত করা হয়েছে যারা 
ঘরে-বাইরে ও দেশে-বিদেশে তোমাদের কার্যকলাপের ওপর লক্ষ্য রাখেন! 
অতএব, তাদেরকে লজ্জা কর এবং স্বীয় সঙ্গী-সাথীদের সঙ্গে সদ্যবহার কর। 
আল্লাহ্‌র নাফরমানী করে তাদেরকে কষ্ট দিও না- এমন অবস্থায় যখন তোমরা 
আল্লাহ্র রাস্তায় বেরিয়েছ। মনে ক'র না যে, তোমাদের দুশমন তোমাদের 
তুলনায় অকেজো ও নিষ্র্মা- তাই যদিও তোমরা গুনাহগার তবু তারা 
তোমাদের ওপর জয়ী হতে পারবে না। কেননা এমন বহু জাতিগোষ্ঠী রয়েছে 
যাদের ওপর তাদের গুনাহ্‌র কারণে তাদের থেকেও নিকৃষ্টতর লোকদের 
চাপিয়ে দেওয়া হয়েছে। অতএব, আল্লাহ্‌র নিকট নিজেদের প্রবৃত্তির বিরুদ্ধে 
সাহায্য প্রার্থনা কর যেমন তোমরা নিজেদের শত্রুর বিরুদ্ধে আল্লাহ্‌র সাহায্য 
কামনা করে থাক । আমিও নিজের জন্য এবং তোমাদের জন্য আল্লাহ্‌র নিকট 
সাহায্য কামনা করে থাকি । আমীরু'ল- মু'মিনীন মনসুর ইবনে গালিবকে 
নির্দেশ দিচ্ছেন যে, সফরে নিজের সঙ্গী-সাথীদের সঙ্গে কোমল ব্যবহার করবে 
এবং তাদের এমন দূর পথ অতিক্রম করতে বাধ্য করবে না- যা তাদের কষ্টের 
মাঝে নিক্ষেপ করবে এবং সফরে এমন কোন মনযিলে ছাউনি ফেলতে ইতস্তত 
করবে না যেখানে তাদের আরাম মিলবে । শত্রুর মুখোমুখি হবে এমন অবস্থায় 
যে, সফরের ক্লান্তি তোমার সাথীদের শক্তিকে যেন খর্ব করে না দেয়। তোমরা 


হযরত ওমর ইবৃন ‘আবদুল ‘আযীয (র) ৫৭ 


এমন দুশমনের নিকট যাচ্ছ যারা রয়েছে নিজেদের ঘর-বাড়িতে এবং তাদের 
সামান ও সওয়ারী বিশ্বামরত। অতএব, তোমরা যদি সফরে নিজেদের সঙ্গে 
এবং নিজ সওয়ারীর সঙ্গে কোমল ব্যবহার না কর তাহলে তোমাদের শত্রু 
তোমাদের কাবু করে ফেলতে পারে ৷ আমীরু’ল-মু’মিনীন তাকে হুকুম দিচ্ছেন 
যে, প্রতি জুম'আয় একদিন এক রাত সফর করবে না, বরং বিশ্রাম নেবে এবং 
নিজেকে আরাম দেবে । পশুগুলোকেও বিশ্রামের সুযোগ দেবে। নিজেদের 
সাজ-সামান ও অন্ত্রশস্ত্রগুলোর প্রয়োজনীয় মেরামতের কাজও সেরে নেবে । 
আমীরু'ল- মু'মিনীন তাকে আরও নির্দেশ দিচ্ছেন যে, যাদের সঙ্গে সন্ধি 
স্থাপিত হয়েছে- নিজেদের অবস্থান তাদের থেকে পৃথক রাখবে। নিভৃত 
নিরাপদ বস্তীগুলোতে তোমরা সঙ্গী-সাথীদের কেউ যেন না ষায়। তাদের 
রাজার মজলিসেও যেন কেউ না যায়। হ্যা, কেবল সেই ব্যক্তিই যেতে পারেন 
ধীর স্বীয় আমানত ও দীনদারীর ওপর পূর্ণ আস্থা রয়েছে । এ সব বস্তিবাসীর 
ওপর জুলুম করবে না, তাদেরকে কষ্ট ও যন্ত্রণা দেবে না। হ্যা, শরীয়তের 
কোন দাবি বা অনিবার্য হক থাকলে অন্য কথা। কেননা তাদের হক ও 
যিন্মাদারী পুরণ করার ব্যাপারে তুমি ততটুকু দায়ী, যতটুকু দায়ী এসব লোক 
শরীয়তের অধিকার (হক) ও অনিবার্য হক আদায়ের ব্যাপারে । অতএব, 
যতক্ষণ পর্যন্ত এসব লোক নিজেদের অধিকার আদায়ের ক্ষেত্রে সুদৃঢ় থাকবে 
ততক্ষণ পর্যন্ত তোমরাও তাদের অধিকার আদায় করে যাবে। সন্ধি ও 
সমঝোতাকামী লোকের ওপর জুলুম করে যুদ্ধরত দেশের ওপর জয়ী হবার 
চেষ্টা ক'র না। আল্লাহ্‌র কসম! তোমাদের তাদের ধন-দৌলত থেকে একটা 
নিদিষ্ট অংশ” প্রথমেই দেওয়া হয়ে গেছে। অধিক দেওয়ার আর সুযোগ নেই, 
নেই এর প্রয়োজনও ! আমরা তোমাদের সাজ-সামান প্রদানের ক্ষেত্রে 
কোনরূপ কার্পণ্য করিনি এবং তোমাদের শক্তি-সামর্থ্যে দুর্বলতাও থাকতে 
. দেইনি! তোমাদের জন্য আবশ্যকীয় সাজ-সামান বেশ ভালভাবেই সংগৃহীত 
হয়েছে। তোমাকে একটি বাছাইকৃত সেনাবাহিনী দেওয়া হয়েছে এবং কাফির 
ও মুশরিক রাষ্ট্রের প্রতি তোমাদের ব্যস্ত রেখে সমঝোতাকামী রাষ্ট্রের দিক 
থেকে তোমাদের দৃষ্টি সরিয়ে রাখা হয়েছে। একজন মুজাহিদের জন্য আমি 
দিয়েছি। আমরা তোমাদের শক্তি যোগান দিতে কোন সুযোগই হাতছাড়া 
করিনি। এবার আল্লাহ্র ওপর ভরসা; তিনিই সর্বশক্তির আধার । 


১. জিষয়া, খারাজ ইত্যাদি। 


৫৮ সংগ্রামী সাধকদের ইতিহাস 


আমীরু'ল-মু'মিনীনের নির্দেশ এই যে, আরব ও অনারবের মধ্যে সেই সব 
লোকই তার গোয়েন্দা হবার যোগ্য যাদের ইখলাস ও সততার ওপর তিনি 
আস্থাশীল । কেননা যারা অসৎ ও মিথ্যাবাদী- তাদের প্রদত্ত তথ্য কল্যাণ বয়ে 
আনতে পারে না, যদিও তার কোন কোন কথা সঠিকও হয়। প্রতারক ও 
ধোঁকাবাজ আসলে তোমাদের জন্য নয়১, বরং তোমাদের শত্রুপক্ষের গুপ্তচর 
হিসাবেই কাজ করে থাকে৷ 


একটি সাধারণ চিঠিতে সাগ্রাজ্যের কর্মচারীদের লিখছেন : 

আম্মা বাদ! নিশ্চয় এই যিক্মাদারী- যা আল্লাহ্‌ তা'আলা আমার ওপর সোপর্দ 
করেছেন- খাবার, পোষাক-পরিচ্ছদ, সওয়ার, বিয়েশাদী, ধন-সম্পদ আহরণ 
প্রভৃতি কাজে নিয়োজিত করতে পারি না। কেননা আল্লাহ তা'আলা আমাকে 
এই সব বস্তু পূর্বেই এত বেশি পরিমাণে দিয়েছিলেন যা অন্যরা সাধারণত 
কষ্টেই আহরণ করে। আমি এই যিশ্বাদারী খুব-ভয়-ভীতির সঙ্গে কবুল 
করেছি। এই বাপারে আমার অনুভূতি খুবই সজাগ যে, এ এক বিরাট 
যিন্মাদারী ৷ এ সম্পর্কে যে জিজ্ঞাসাবাদ করা হবে তাও খুব শক্ত। বিভিন্ন পক্ষ 
ও দাবিদার কেয়ামতের দিন যখন জমায়েত হবে, তখন তাদের ব্যাপারে 
আমাকে বড় শক্ত রকমের জিজ্ঞাসাবাদ করা হবে। 


হ্যা, আল্লাহ্‌ তা'আলা যদি আমাকে ক্ষমা করেন, আমার অন্যায়-বিপ্ুব মার্জনা 
করেন এবং আমার প্রতি দয়া প্রদর্শন করেন, তাহলে ভিন্ন কথা । আমি 
তোমাদের ওপর হুকুমতের যে কাজ সোপর্দ করেছি, তোমাদের যে ক্ষমতা ও 
ইখতিয়ার প্রদান করেছি এবং সেই সাথে খোদাভীতির হিদায়াত প্রদান করছি, 
নিজের দায়িত্‌ ও কর্তব্য পালন, আল্লাহ্‌র নির্দেশাবলীর আনুগত্য এবং তার 
নিষেধাজ্ঞা থেকে বেঁচে থাকার জন্যই আমি তোমাদের তাকীদ করছি। যে সব 
নেই। তোমাদের দৃষ্টি যেন নিজের ওপর এবং নিজ আমলের ওপর নিবদ্ধ 
থাকে এবং সে সব বিষয়ের ওপর নিবদ্ধ থাকে, যা তোমাদের প্রভু- 
প্রতিপালকের সান্নিধ্যে নিয়ে পৌছায় । যে আচরণ তোমরা নিজেদের ও জন- 
সাধারণের মধ্যে করছ তা তোমাদের সামনেই রয়েছে । তোমরা ভালভাবেই 
জান যে, আল্লাহ্‌র শান্তি থেকে নাজাত প্রাপ্তি এগুলোর ওপরই নির্ভর করছে। 
সেই প্রতিশ্রুত দিনের জন্য তোমরা সেই বস্তুই প্রস্তুত রাখ যা আল্লাহ্র সমীপে 


১. সীরতে ওমর ইব্‌ন ‘আবদুল “আযীয-৮৪-৮৭ পৃ.; মওলভী আবুল “ইরফান নদভী 


হযরত ওমর ইবৃন “আবদুল 'আযীয রে) ৫৯ 


তোমাদের কাজে আসবে! বিভিন্ন ঘটনার ভেতর তোমরা নিশ্চয়ই এমন 
শিক্ষাপ্রদ বিষয় লক্ষ্য করে থাকবে যা আমাদের ওয়া“জ-নসীহতের চাইতেও 
অধিক প্রভাবমন্তিত । -ওয়াসৃসালাম।৯ 


ইসলামের প্রচার ও প্রসারের দিকে মনোনিবেশ 


হযরত ওমর ইবৃন ‘আবদুল “আযীয কেবল মুসলমানদের ইসলাহ (সংস্কার) 
এবং রাষ্ট্রে ইসলামী শরীয়ত কার্যকর করাকেই যথেষ্ট মনে করেননি, অমুসলিমদের 
মধ্যে ইসলামের প্রচার ও প্রসারের ওপরও তিনি সবিশেষ গুরুত্ব আরোপ 
করেছিলেন এবং তিনি তীর সত্তা, সততা, নিষ্ঠা ও আমল দ্বারা ইসলামের সঠিক 
প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে বিশেষভাবে সফলকাম হন। বালাযুরী তার “ফুতুহুল 
বুলদান' নামক গ্রন্থে লিখেছেন ৪ 
(হযরত) ওমর ই বৃন ‘আবদুল ‘আযীয ভারতবর্ষের রাজন্যবর্ণের নিকট সাতটি 
পত্র লিখেন এবং তাদেরকে ইসলামের দা'ওয়াত দেন। তিনি তাদেরকে এই 
মর্মে প্রতিশ্রুতি দেন যে, যদি তীরা এই আহ্বানে সাড়া দেন তাহলে তাদের 
নিজ নিজ সাম্রাজ্যের ক্ষমতায় বহাল রাখা হবে এবং তাদের অধিকার, দায়িত্ব 
ও কর্তব্য তাই হবে যা একজন মুসলমানের হয়ে থাকে। হযরত ওমর ইব্‌ন 
‘আবদুল 'আযীযের চরিত্র ও কার্যকলাপের সুখ্যাতি পূর্বেই সেখানে পৌছে 
গিয়েছিল। তাই তারা ইসলাম কবুল করেন এবং আরবদের ন্যায় নিজেদের 
নামও রাখেন।২ 


ইসমাঈল ইব্‌ন 'আবদুল্াহ ইব্‌ন আবি'ল-মুজাহিরকে--যিনি বনী মাখযুমের 
আযাদকৃত গোলাম ছিলেন, পশ্চিম আফ্রিকার শাসনকর্তা নিযুক্ত করা হয়। তিনি 
সেখানে স্বীয় কার্যকলাপ ও আচার-আচরণের উত্তম প্রকাশ ঘটান এবং বার্বারদের 
ইসলামের দাওয়াত দেন। হযরত ওমর ইব্‌ন ‘আবদুল ‘আযীযও সেখানকার 
লোকদের কাছে একটি পত্র পাঠান এবং তাদের ইসলামের দাওয়াত দেন। এই 
পত্র ইসমাঈল প্রকাশ্যে জনসমাবেশে পাঠ করে শোনান শেষ পর্যন্ত সেখানে 
ইসলাম প্রতিষ্ঠিত হয়।৩ স্বীয় খিলাফত লাভের পর তিনি মাউরাউন্নাহর-এর 
সুলতানদের ইসলামের দা“ওয়াতসম্থলিত পত্র লেখেন । খুরাসানের যেসব লোক 
ইসলাম কবুল করেছিল, জনকল্যাণার্থে সরাঈখানা নির্মাণ করেছিল তিনি 
তাদেরকে পুরস্কৃত করেন এবং তাদের ভাতা নির্ধারিত করেন।5 


রে ইব্‌ন ‘আবদুল 'আধীঘ- ৯২-৯৩ পৃ.; তরজমায় আরুল্‌ ইন্নফান সাহেব নদভ। 
২, ফুতৃহল-বুলদান, ৪৪৬-৪৭ পৃ.; ৩. ফুতূহল বুদদান, ৩৩৯ পৃ ৪. ১, 3৩২ 


৬০ সংগ্রামী সাধকদের ইতিহাস 


হযরত ওমর ইব্‌ন “আবদুল “আযীয রে)-এর সংক্কারের প্রভাব ও প্রতিক্রিয়া 
হযরত ওমর ইব্‌ন “আবদুল “আযীয (র)-এর অর্থনৈতিক সংস্কার, পরিকল্পনা 
ও রাষ্ট্রীয় ব্যবস্থাপনাপ্রসূত শর'“ঈ ও নৈতিক বাধা-নিষেধের ফলে রাষ্ট্রের আর্থিক 
ক্ষয়ক্ষতি এবং নাগরিকদের অসুবিধার সম্মুখীন হবার পরিবর্তে দেশের সর্বত্র 
সুখ-শান্তি ও প্রাচুর্য ছড়িয়ে পড়ে । অবস্থা এমন হয় যে, যাকাত নেবার মত লোক 
তখন খুঁজে পাওয়া যেত না । ইয়াহইয়া ইব্‌ন সাঈদ বলেন ঃ 
আমাকে ওমর ইব্‌ন ‘আবদুল ‘আযীয রে) আষ্বিকায় যাকাত আদায়ের 
দায়িত্বে নিযুক্ত করেন। আমি যাকাত আদায় করে এমন লোকের সন্ধান 
করলাম যাদের মধ্যে (যাকাতের) এই অর্থ বিতরণ করতে পারি। কিন্তু এমন 
একজন লোকেরও সাক্ষাত গেলাম না যাকে যাকাত দেওয়া যেতে পারে। 
হযরত ওমর ইব্‌ন “আবদুল ‘আযীয (র) সবাইকে ধনী বানিয়ে দিয়েছিলেন। 
শেষ অবধি আমি কিছু গোলাম ক্রয় করে আযাদ করি ।৯ 
অপর একজন কুরায়শী বলেন ৪ 
ওমর ইব্‌ন ‘আবদুল “আযীয রে)-এর সংক্ষিপ্ত খিলাফত আমলে অবস্থা এমন 
" দীড়িয়েছিল যে, লোকে বিরাট বিরাট অংকের যাকাতের অর্থ নিয়ে আসত, 
কিন্তু যারা এ অর্থ পাবার হকদার তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না। ফলে 
বাধ্য হয়ে এ অর্থ ফিরিয়ে দেওয়া হ'ত। মোট কথা, ওমরের যুগে সকল 
মুসলমান ধনী হয়ে গিয়েছিল। যাকাত নেবার মত কোন লোকই আর অবশিষ্ট 
ছিল না।২ 
এই প্রকাশ্য ও বাহ্যিক বরকত ছাড়াও (যা বিশুদ্ধ ইসলামী হুকুমতের দ্বিতীয় 
পর্যায়ের সুফল) একটি বড় বিপ্লব সংঘটিত হয়। আর তা ছিল এই যে, 
জনসাধারণের মন-মানসিকতা বদলাতে থাকে এবং জাতির মেযাজ ও রুচিতে 
পরিবর্তন দেখা দেয়। তারই সমসাময়িক একজন বলেন £ 
আমরা যখন ওয়ালীদের যামানায় একত্র হতাম তখন ইমারত, তার 
নির্মাণ-পদ্ধতি ও কাঠামো সম্পর্কে আলাপ-আলোচনা করতাম- এজন্য যে, 
ওয়ালীদের রুচি ও স্বাদ এর মধ্যেই সীমাবদ্ধ ছিল। ফলে গোটা রাজ্যে এরই 
প্রভাব পড়েছিল। সুলায়মান খানাপিনা ও নারী প্রসঙ্গে খুবই আগ্রহী ছিলেন। 
তার যুগের মজলিস এসব বিষয় নিয়েই সরগরম থাকত ৷ কিন্তু ওমর ইবৃন 
‘আবদুল ‘আযীয (র)-এর যমানায় নফল “ইবাদত-বন্দেগী, আনুগত্যমূলক 
১. সীরতে ওমর ইবৃন “আবদুল ‘আযীয, ১৬৯ পৃ.। 


হযরত ওমর ইব্‌ন 'আবদুল-'আযীয রে) ৬১ 


বিষয়াদি এবং যি-ক্র-আয"কার পারস্পরিক আলাপ-আলোচনা ও মজলিসী 
বিষয়ে পরিণত হয়েছিল । যেখানে চারজন লোক একত্র হ'ত সেখানে একে 
অপরকে জিজ্ঞাসা করত, রাতে সাধারণত তোমার কি পড়ার অভ্যাস, ভুমি 
কতখানি কুরআন মুখস্থ করেছ, তুমি কুরআন কবে খতম করেছিল, তুমি মাসে 
কতটি রোযা রাখ ইত্যাদি।১ 


ওমর ইব্ন ‘আবদুল ‘আযীয (র)-এর জীবনের মূল্যবান সম্পদ এবং তীর 
সমস্ত তৎপরতা ও চেষ্টা-সাধনার প্রাণসত্তা ও ক্রিয়াশীল শক্তি ছিল তাঁর সুদৃঢ় 
ঈমান, পারলৌকিক জীবনের প্রতি গভীর বিশ্বাস ও জান্নাতের প্রতি এঁকান্তিক 
আগ্রহ । তিনি যা কিছু করেছেন আল্লাহ্‌র ভয় এবং তীর সন্তুষ্টি কামনায়ই 
করেছেন। এটিই ছিল তীর সেই শক্তি যা তীর সময়ের সর্বাপেক্ষা শক্তিশালী 
শাসককেও বিশ্ব-ভূখণ্ডের সর্বাপেক্ষা বিরাট সাম্রাজ্যের প্রেরণা, আকর্ষণ ও 
উপকরণের মুকাবিলায় দৃঢ়পদ রাখত । কেউ যদি তার এই কর্ম-গদ্ধতির 
সমালোচনা করত এবং লোভ-লালসা ও পৃথিবীর স্বাদ ভোগের প্রতি তাকে 
উৎসাহিত করত তাহলে তিনি তাকে নিশ্নলেখ আয়াতটি পড়ে শোনাতেন £ 

(Vo 0০550-3855792 lie 29 Soe LTB al 

আমি যদি আমার প্রতিপালকের নাফরমানী করি, তাহলে আমি ভয় করি যে, 

মহাদিনের শাস্তি আমার ওপর আপতিত হবে। ডে ৪ ১৫) 

একবার তিনি তার এক খাদেমকে একটি কথা বলেছিলেন এবং এটাই ছিল 
তীর সঠিক পরিচয় । তিনি বলেছিলেন £ 

আল্লাহ্‌ তা'আলা আমাকে উচ্চাভিলাষী স্কভাব দান করেছেন। যে মর্খাদাই 

আমি লাভ করেছি তার থেকেও উচ্চতর মর্যাদার আশা করেছি। এখন আমি 

সেই স্থানে পৌছে গেছি যার পর আর কোন পার্থিব মর্যাদা নেই ৷ এখন আমি 

শুধু জান্নাতের অভিলাষী ২ 

ভার রোদন ও আল্লাহ্ভীতির অবস্থা ছিল এই যে, এক ব্যক্তিকে তিনি নসীহত 
করার আবেদন জানালে সে বলেছিল, “আল্লাহ্‌ যদি তোমাকে জাহান্নামে নিক্ষেপ 


১. ভারীখ-ই-ভাবারী, ৯৬ হি.-এর ঘটনাবলী 
২. সীরতে ওমর ইব্ন ‘আবদুল “আযীয--৬১ পৃ. । 


৬২ সংগ্রামী সাধকদের ইতিহাস 


করেন এবং গোটা দুনিয়া যদি জান্নাতে চলে যায় তাহলে তোমার কি লাভ? আর 
যদি গোটা দুনিয়া জাহান্নামে চলে যায় এবং আল্লাহ তা'আলা তোমাকে জান্নাত 
নসীব করেন তাহলে তোমাদের কি ক্ষতি?” এতদশ্ববণে তিনি এত রোদন করলেন 
যে, তার সামনে যে অঙ্গার-ধানিকা রাখা ছিল তা নিভে যায়।১ ইয়াধীদ ইবন 
হাওশাব বলেন ঃ মনে হ'ত যে, জান্নাত ও জাহান্নাম কেবল ওমর ইব্‌ন ‘আবদুল 
‘আযীয রে) ও হাসান বসরী রে)-এর জন্যই পয়দা করা হয়েছে ।২ 


ওমর ইব্ন ‘আবদুল “আমীয রে)-এর ওফাত 

আল্লাহ্র যদি মঞ্জুর হ'ত এবং ওমর ইব্ন ‘আবদুল “আযীয (র) আরও 
কিছুকাল খিলাফত চালাবার সুযোগ পেতেন তাহলে গোটা ইসলামী বিশ্বে এক 
সুদূরপ্রসারী ও স্থায়ী বিপ্নব সাধিত হ’ত এবং মুসলমানদের ইতিহাস আজ 
অন্যভাবে লেখা হ'ত। কিন্তু বনী উমায়্যা- যাদেরকে এই ব্যক্তিটির জন্য 
খিলাফতের ক্ষেত্রে তাদের বংশগত স্বার্থে এক বিরাট কুরবানী দিতে হচ্ছিল, এমন 
কি যারা নিজেদের মজলিসী আলোচনায় হযরত ওমর (র)-এর পরিবারে 
আত্মীয়তা করার কারণে ছিল মর্মাহত, বেশি দিন পর্যন্ত এই বিপ্লবী মুজাহিদকে 
বরদাশত করতে পারেনি। তারা খুব সত্তর তার হাত থেকে নিস্তার লাভ করে 
মুসলমানদের আল্লাহপ্রদত্ত এই নে“মত থেকে মাহরূম করে দেয়। সায়্যিদুনা ওমর 
ইব্‌ন ‘আবদুল “আযীব রে) মোটের ওপর দু'বছর পীচ মাস খিলাফতের আসনে 
সমাসীন থেকে হিজরী ১০১ সনে দুনিয়া থেকে বিদায় নেন।৩ এ বিষয়ে যথেষ্ট 
প্রমাণ আছে যে, তাঁর খান্দান তাকে বিষ প্রয়োগে হত্যা করেছিল । 


১. সীরতে ওমর ইব্‌ন ‘আবদুল ‘আযীয, ১০৮-৯ পৃ 
২. সিফাতু*স-সাফওয়া-ইবুন জওযী, তৃতীয় খণ্ড, ১৫৬ পৃ. 
৩. ইবৃন সা'দ, ইব্‌ন আহীর, ইবনে জওষী | ba 


দ্বিতীয় অধ্যায় 
দ্বিতীয় শতাব্দীর সংস্কার প্রচেষ্টা 
ও 


হযরত হাসান বসরী (র) 


মুসলিম উম্মাহর নৈতিক ও চারিত্রিক অবনতি এবং তাদের ঈমানী দুর্বলতা 


হযরত ওমর ইব্‌ন “আবদুল ‘আযীয রে)-এর ওফাতের পর হুকুমতের ধারা 
সেভাবেই বইতে থাকে যেভাবে এর পূর্বে বইছিল ৷ জাহেলিয়াত কঠিনভাবে তার 
পাঞ্জাকে মযবুত করেছিল । তীর স্থলাভিষিক্তগণ তীর খিলাফতকালীন অপছন্দনীয় 
বিরতিটুকুর ক্ষতি পূরণ করতে চেষ্টার কোন ত্রুটি করেনি। তারা হুকুমতকে সেই 
নীতির ওপরই নিয়ে আসেন যে নীতির ওপর তা সুলায়মানের যমানা পর্যন্ত ছিল। 
অবস্থা এই দীড়িয়েছিল যে, ব্যক্তিগত ও মৌরুসী হুকুমতের ধারাবাহিকতা এবং 
সম্পদ ও সাফল্যের প্রাচূর্যের ফলে মুসলিম সমাজে “মুনাফিকীর বীজ এবং প্রাচীন 
যুগের বিত্তশালী ধনিক শ্রেণীর (০:৪4... ৬৪০২) অতীত দিনের সেই রিপু তাড়িত 
বিলাসী আচার-আচরণ" পুনরায় মাথা চাড়া দিয়ে উঠতে শুরু করেছিল । সমাজের 
মধ্যে বিলাসিতার সাধারণ প্রবণতা সৃষ্টি হয়ে গিয়েছিল। ঈমান ও সৎ কর্মময় 
জীবন, যা ছিল এই উম্মাহর মূল্যবান পুঁজি, সকল শক্তির গোপন রহস্য ও 
নবুওয়তের রেখে যাওয়া একটি মূল্যবান উত্তরাধিকার, ক্রমেই বিপন্ন হয়ে 
পড়ছিল। এই উম্মত নৈতিক ও চারিত্রিক দিক দিয়ে দেউলিয়া ও আধ্যাত্মিকতার 
দিক দিয়ে ফোখলায় পরিণত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছিল । মনমরা ও বিমর্ষ 
ভাব, ঈমানের কমযোরী এবং আল্লাহ্‌র সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে নিস্পৃহ ও উদাসীন 
মানসিকতা শক্তভাবে ডানা বিস্তার করছিল। হুকুমত এই মূল্যবান সম্পদের 
হেফাজত ও লালন-পালন থেকে কেবল গাফিল ও সম্পর্কহীনই ছিল না, স্বীয় 
ব্যক্তিগত চরিত্র ও কার্যকলাপ দ্বারা এই নৈতিক ও চারিত্রিক অবনতির সহায়ক ও 
আহ্বায়কেও পরিণত হয়েছিল৷ রাসূলুল্লাহ (সা) এই উম্মতের মধ্যে ঈমান ও 
আল্লাহ্‌র নৈকট্য ও দাসত্বের যে সম্পর্ক সৃষ্টি করেছিলেন যো কেবল একজন নবীই 
করতে পারেন) তা অধঃপতনের দিকে দ্রুত অগ্রসর হচ্ছিল। এটা ছিল এমন 
একটি ঘাটতি যা রাষ্ট্রীয় ভূ-খণ্ডের বিস্তৃতি এবং বিরাট থেকে বিরাটতর বিজয় 
দ্বারাও পুরণ করা যায় না। যা একবার অপসৃত হলে (বিগত জাতি ও সম্প্রাদায়- 


৬৪ সংঘাম়ী সাধকদের ইতিহাস 


সমূহের ইতিহাস তার সাক্ষী) অনেক দুঃখ-কষ্ট ও সাধ্য-সাধনার পরই তা ফিরিয়ে 
আনা সম্ভব হয়। 
যদি এই মূল্যবান পুঁজির হেফাজত না করা হ'ত, কালের প্রভাব ও নৈতিক, 
চারিত্রিক ও রাজনৈতিক উপসর্গসমূহকে স্বাধীনভাবে তার কাজ চালিয়ে যাবার 
স্বাধীনতা দেওয়া হস্ত তাহলে এই উন্মাহ্‌ও বিগত উম্মাহ্গুলোর ন্যায় একটি 
প্রবৃত্তিপূজক, আখিরাতবিস্থৃত ও বন্তুপূজারী জাতিতে পরিণত হ'ত। রাসূনুল্লাহ 
(সো) তার শেষ দিনগুলোতে এই বিপদ সম্পর্কেই সর্বাধিক আতংকিত ছিলেন। 
ওফাতের কয়েকদিন পূর্বে তিনি তীর এক খুতবায় পরিষ্কার ভাবায় বলেছিলেন ৪ 
৩০:০০ SUS bs ও পল ০ 1 045 892 ৪৯৯1 All ৮5 
+ ক LoS 25 (২৬০৪ LS 0৯৩05 সিএ ০৬ 
আমি তোমাদের দারিদ্রের ব্যাপারে ভীত ও শংকিত নই, বরং শংকিত এই 
ব্যাপারে যে, তোমাদের জন্য পার্থিব প্রাচ্যের বিস্তৃতি ঘটবে যেরূপ তোমাদের 
পূর্ববর্তী লোকদের বেলায় ঘটেছিল। ফলে তোমরা দুনিয়া প্রাপ্তির ক্ষেত্রে একে 
অপরের সঙ্গে প্রতিযোগিতা শুরু করবে। পরিণতিতে তাই তোমাদের ধ্বংস 
করবে যেরূপ ধ্বংস করেছিল তোমাদের পূর্ববর্তীদের | 


তাবি“ঈদের ঈমানী দা“ওয়াত 

নবী করীম (সা) তার ভাষায় যে বিপদাশক্কার কথা ব্যক্ত করেছিলেন তা 
সভ্রই প্রতিভাত হয় । কিন্তু এই বিপদের মুকাবিলা করবার জন্য আল্লাহ্‌র এমন 
কিছু একনিষ্ঠ ও উৎসৰ্গিত বান্দা ময়দানে অবতরণ করেন যারা তাদের ঈমানী 
কুওয়তের প্রথরতা, যথাযথ প্রশিক্ষণ, ওয়া'জ-নসীহত এবং দাওয়াত ও তালকনন 
দ্বারা লক্ষ লক্ষ মানুষকে বন্তুবাদের ভয়ঙ্কর ভূফানে খড়কুটোর ন্যায় ভেসে যাওয়ার 
হাত থেকে রক্ষা করেন এবং এঁ প্রাবনের গতিকেও শ্রথ করে দেন। তীরা উম্মতের 
ঈমানী ও রূহণনী ধারাবাহিকতা বহাল রাখেন, যা বংশগত ও রাজনৈতিক 
ধারাবাহিকতার চেয়ে বেশি প্রয়োজন ছিল। এই ফিতনা মুকাবিলা করবার জন্য 
শ্রদ্ধেয় ও মহান তাবি-ঈদের একটি নেতৃস্থানীয় ৮১ 
যাদের মধ্যে সাঈদ য়র (র), ইব্‌ন সীরীন (র), শাঁবী রে 
কি ০9 bl bi 


হাসান বসরী রে) 
কিন্তু এই বিপদের কট্টর প্রতিপক্ষ, প্রতিদ্বন্দী ও ঈমানী দাওয়াতের প্রকৃত 
পতাকাবাহী ছিলেন হযরত হাসান বসরী রে) যিনি ২১ হিজরীতে জন্মগ্রহণ করেন । 


হযরত হাসান বসরী (র) ৬৫ 


তার পিতা য়াসার ছিলেন মশহুর সাহাবী হযরত যায়দ ইবৃন হারিছা (রা)-এর 
আযাদকৃত গোলাম এবং তিনি নিজে উন্মু'ল-মু’মিনীন হযরত উম্মে সালামা 
(র)-এর ঘরে প্রতিপালিত হয়ে ছিলেন। _ 
হাসান বসরী (র)-এর ব্যক্তিত্ব ও দা“ঈ হিসাবে ভার যোগ্যতা 

হযরত হাসান বসরী (র)-এর মধ্যে আল্লাহ্‌ তা'আলা সেই সব যোগ্যতারই 
সমাবেশ ঘটিয়েছিলেন যা সেই যুগের বিশেষ অবস্থায় দীন ও ধর্মের মর্যাদা 
এবং দীনী-দা“ওয়াতকে কার্যকর করার জন্য খুবই দরকারী ছিল। তীর ব্যক্তিত্বের 
মধ্যে সামগ্রিকতা, হৃদয়গ্রাহিতা ও পরিপূর্ণতার সমাবেশ ঘটেছিল তিনি দীনের 
ক্ষেত্রে পূর্ণ পাণ্ডিত্য ও গভীর অন্তর্দৃষ্টির অধিকারী ছিলেন, ছিলেন উন্নত মার্ণের ও 
উচ্চস্তরের মুফাসসির* ও নির্ভরযোগ্য মুহাদ্দিছ। তাঁকে বাদ দিয়ে সে যুগে 
ইজতিহাদ বা সংস্কার কার্য আঞ্জাম দেওয়া সম্ভব হস্ত না। সাহাবায়ে কিরাম 
রে)-এর উল্লেখযোগ্য যমানা তিনি পেয়েছিলেন এবং সে যমানাকে খুব ভালভাবেই 
অধ্যয়ন করেছিলেন। মুসলমানদের জীবনে ও ইসলামী সমাজে যে সব পরিবর্তন 
সংঘটিত হয়েছিল তিনি সে সবের ওপর সতর্ক দৃষ্টি রাখতেন। তিনি তীর যুগের 
সমাজ ও সমাজের প্রতিটি শ্রেণীর জীবন-যিন্দেণী সম্পর্কে পুরোপুরি অবহিত 
ছিলেন। সমাজের বৈশিষ্ট্যাবলী ও তার রোগব্যাধি সম্পর্কেও একজন অভিজ্ঞ 
চিকিৎসকের ন্যায় তিনি ওয়াকিফহাল ছিলেন। তিনি বাগী, বাকপটু ও মিভাবী 
ছিলেন। যখন কথা বলতেন তখন তীর মুখ থেকে যেন ফুল ঝরে পড়ত! যখন 
তিনি আখিরাতের বর্ণনা দিতেন কিংবা সাহাবায়ে কিরাম রে)-এর যুগের ছবি 
অংকন করতেন তখন চোখ দিয়ে তার অশ্রুর নহর বইত। হাজ্জাজ ইবন 
ইউসুফের ন্যায় ভাষা ও বাকচাতুর্ষে দক্ষ এমন একজন ব্যক্তি সে যুগে আর 
জন্মাননি। লোকেরা হাসান বসরী ও হাজ্জাজ ইবন ইউসুফকে বাকপটুতার দিক 
দিয়ে সমপর্যায়ের মনে করত। ‘আরবী অভিধান ও ব্যাকরণশান্ত্রের বিখ্যাত ইমাম 
আৰু 'আম্র ইব্‌ন আল-“আলা বলেন, “আমি হাসান বসরী ও হাজ্জাজ ইবন 
ইউসুফের চাইতে বাকপটু অন্য কোন লোক দেখিনি এবং হাসান হাজ্জাজের 
চাইতেও বেশি বাকপটু ছিলেন ।”১ জ্ঞানের বিস্তৃতির ক্ষেত্রে তার যে অবস্থা ছিল 
সে সম্পর্কে রবী“ ইবন আনাস বলেন, “আমি দশ বছর যাবৎ হাসান বসরীর 
নিকট আসা-যাওয়া করেছি এবং প্রতিদিনই তীর কাছ থেকে এমন কিছু কথা 
শুনেছি, যা ইতোপূর্বে আর কখনো শুনিনি।”২ 


১ বম বন্ড গৃহ দাইরাতুল-্াআরিফ বুস্তানীকৃত, ৭ম খণ্ড; ৪8 পৃ.। 


দঞ্রামী সাধক-(১ম)-৫ 


৬৬ সংগ্রামী সাধকদের ইতিহাস 


জ্ঞানের ক্ষেত্রে তীর যে ব্যাপকতা ছিল সে সম্পর্কে জনৈক বিজ্ঞজনের 
অভিমত লক্ষ্য করুন ৪ - 
18৪ 8৩ ৪১৬ ২০ ৮2154314833 ৪৬৪১৩ 45 Col ০1০০ ০০ এ 
1১৯৩ ০৪৭ 4১৪ LSD 32 wlll ০1333 ul 2 3 
531141559৯2 lal JBN 4১5 as 19৯৩ 48351 4৮০ S53 
AS এও as 0 ৬৯৩ ০৪৫। ows lag LAM pall pass 323 
১০১] ৮৪ ৯৩3৪৩ Bila 35 Y 3 0415 00৯311 Ells Gass 0111 
Lai (9৫117০19581 lal sled ২০০০ GSU ০০ নাও Bl 
+ Jal 115 
তিনি (হাসান বসরী) স্বীয় ‘ইল্‌ম ও তাক'ওয়া, যুহ্দ ও পরহ্যেগারী, 
পরমুখাপেক্ষীহীনতা ও উন্নত মনোবল, সৌন্দর্য ও পবিত্রতা, অনুধাবন শক্তি ও 
মা‘রিফতের দিক দিয়ে একটি উজ্জ্বল জোতিফ ছিলেন। তার মজলিসে বিভিন্ন 
কিসিমের লোক জমায়েত হ'ত এবং তীর উপদেশ থেকে সকলেই উপকৃত 
হস্ত। একই মজলিসে কেউ তীর কাছ থেকে হাদীছের জ্ঞান হাসিল করছেন, 
কেউ তাফসীরশান্তরে ব্যুৎপত্তি লাভ করছেন, কেউ 'ইল্মে ফিক্‌ হের দর্স গ্রহণ 
করছেন, কেউ ফতওয়া জিজ্ঞাসা করছেন এবং বিচার-আচারের নিয়ম-কানুন 
শিখছেন, কেউ ওয়া“জ শুনছেন। তিনি ছিলেন যেন এক লোনা সমুদ্র যাকে 
উত্তাল তরঙ্গ সর্বদা আন্দোলিত করছে। তিনি ছিলেন এক উজ্জ্বল প্রদীপ, যা 
মজলিসকে আলোকিত করছে। “আমরু বি’ল-মা'রফ ওয়া নাহী 'আনি'্ল- 
মুনকার' তথা সৎ কাজে আদেশ ও অসৎ কাজ থেকে নিষেধের ক্ষেত্রে তার 
কার্ধধারা, বাকপটুতা ও শাসকমগ্ডলী ও আমীর-উমারা সমীপে তীর মর্যাদাপূর্ণ 
ভাষায় সত্য প্রকাশের ঘটনাবলী ভুলবার মত নয়।১ 
তিনি শুধু বাগ্মিতা ও কামালিয়াতের অধিকারীই ছিঢ্েন না, হৃদয়বান ও 
সাহিব-ই-হালও ছিলেন। তিনি যা বলতেন তা তীর অন্তরের গভীরতম প্রদেশ 
থেকেই নির্গত হ'ত । ফলে তা অন্যের দিলের ওপর গভীর প্রভাব ফেলত। যে 
সময় তিনি বক্তৃতা করতেন তখন শ্রোতার পা থেকে মাথা পর্যন্ত প্রতিক্রিয়ার সৃষ্টি 
হুস্ত। এরই ফলে বসরা থেকে কুফা পর্যন্ত বড় বড় “আলিম ও শিক্ষক থাকা 
সত্ত্বেও তার দরস কক্ষ চুম্বকের ন্যায় মানুষকে আকর্ষণ করত! তীর ওয়াজ ও 
বর্ণনাসমূহের বড় বৈশিষ্ট্য ছিল এই যে, সেগুলোর সঙ্গে ‘কালামে নবুওয়ত'-এর 
গভীর মিল ছিল। 
১. আৰু হায়্যান তাওহীদী এটি ছাবিত ইবন কুরা থেকে বর্ণনা করেছেন। 


হযরত হাসান বসরী রে) ডন 


ইমাম গাযালী ‘ইহ্‌ স্লাউ'-উলুমণ গ্রন্থে লিখেছেন ৪ | 
সবাই এ ব্যাপারে একমত যে, হাসান বসরীর রাচনভঙ্গি আদিয়া 
‘আলায়হিয়ু’স- সালামের বাচন-তঙ্গির সাথে অত্যন্ত সামঞ্জস্যশীল ছিল। এরূপ 
সামঞ্জস্য অন্য কোন ওয়ায়েজের বেলায় দেখা যায়নি! ঠিক একইভাবে তার 
জীবন-যাপন পদ্ধতিও সাহাবায়ে কিরামের জীবন-যাপন পদ্ধতির সাথে ছিল 
সাদৃশাপূর্ণ।১ 
তার এসব বৈশিষ্ট্য ও ব্যাপকতার প্রভাব এমনই ছিল যে, লোকেরা তীর 
ব্যক্তিত্ব দ্বারা ছিল অভিভূত এবং তাকে উম্মতে মুহাম্মাদিয়ার বিশিষ্ট ব্যক্তিত্বের 
মধ্যে গণ্য করা হ’ত । তৃতীয় শতাব্দীর একজন অমুসলিম দার্শনিক (ছাবিত ইবন 
কুরাহ)-এর উক্তি হচ্ছে, উদ্মতে মুহাম্মাদিয়ার যে কয়জন বিশিষ্ট ব্যক্তিত্বের ওপর 
অন্যান্য্য উন্মার ঈর্ষা করা উচিত, তাঁদের মধ্যে হাসান বসরী রে) অন্যতম। 
মন্ধা-মু'আজ্জমা সব সময়ই ইসলামী বিশ্বের কেন্দ্র হিসাবে পরিগণিত হয়ে 
আসছে। সেখানে সকল শাস্ত্রের জ্ঞানী ব্যক্তিদের সমাগম ঘটে, কিন্তু মক্কার 
অধিবাসীরাও হাসান বসরীর জ্ঞানবত্তা দৃষ্টে ও তার বক্তৃতা শ্রবণে বিশ্ময়াভিভূত 
হয়ে বলেছে 8 আমরা তার মত কোন লোক আর দেখিনি।২ 


হাসান বসরী রে)-এর ওয়া*জ 


হাসান বসরী রে)-এর ওয়া'জ ছিল সাহাবীদের ওয়া'জের ন্যায় সহজ সরল ও 
আকৰ্ষণীয় । তাতে দুনিয়ার অনিত্যতা, যিন্দেগীর অবিশ্বস্ততা, আখিরাতের গুরুত্ব, 


ঈমান ও ‘আমলের তালকশিন, তাকওয়া ও খোদাভীতির তা'লীম এবং নফসের 


ফেরেববাজির ব্যাখ্যা-বিশ্নেষণ থাকত । যে যুগে মানুষের ওপর বস্তুবাদ ও 
গাফিলতির শক্ত হামলা চলছিল এবং জনসাধারণ, এমন কি বহু বিশিষ্ট ব্যক্তিও 
ন-দৌলত, সুখ-সভোগ ও ভোগ-বিলাসিতার বন্যায় খড়কুটোর মত ভেসে 
াচ্ছিল, সে যুগে এরূপ ওয়াজ ও ব্যাখ্যা-বিশ্লেষণের দরকারও ছিল। যেহেতু 


উনি সাহাবায়ে কিরাম (রা)-এর যুগ নিজ চোখে দেখেছিলেন, তীদের সাহচর্ষের 


চয়েষ লাভে ধন্য হয়েছিলেন, এরপর উমায়্যা হুকুমতের যৌবন দেখছিলেন, তাই 
ঠার ওয়া“জে অধিকাংশ সময় বিরাট জোশ ও দরদের সঙ্গে সাহাবায়ে কিরাম 
রা)-এর ঈমানী অবস্থা এবং তাঁদের আমল ও আখলাকের বৈশিষ্ট্যগুলির বর্ণনা 
ওয়া যেত। যখন তিনি তীর দেখা দু'টো যুগের তুলনা করতেন এবং সেই মহান 


২৭০১৯ 
, ইহ্‌ 'য়া-ই-‘উলুমুদ্দীন-১ম খণ্ড, ১৬৮ পৃ. 
‘ আদ ন বসরী, ইব্‌ন অন ৯-৭০ পৃ. 


৬৮ আল্লাহর পথের সংগ্রামী সাধকদের 


বিপ্রবের আলোচনা করতেন যা দেখতে দেখতে তীরের ঈমান ও আমল, আখলাক 
চি টি 
ও ‘আদতের মধ্যে ফুটে উঠেছিল, তখন তার দরদী জোশ খুব বেড়ে যেত এবং 
তীর বর্ণনা অব্যর্থ তীরে পরিণত হ'ত। তাঁর ওয়া'জসমূহ শুধু হৃদয়থাহী ও - 
চিত্তাকর্ষক ছিল না, বরং তা ছিল সে যুগের বাকপটুতা, অলঙ্কারিক ভাষা ও 
উন্নতমানের সাহিত্যেরও নমুনা! একবার তিনি সে যুগের অধিবাসীদের অবস্থার 
পর্যালোচনা ও সাহাবায়ে কিরাম (রা)-এর আদর্শ চরিত্রের আলোচনা করতে গিয়ে 
বলেন: | 
১0০০৩১৯০০১৪ ২৪১৭৩ « Jacl 53 SLY ALT Lal ০৭4৪৯ ৪৪ 
[৬] এন lanl ওঠা ও Lane lg 385০6০1 এও 0৯৩ ০। ০10০5525233 
এত Lal San 53510 ৭৬৯ 7519০৯৩153৩ pS 1৪০০৩ 1৩৯০8 41115 
০৮০1 ml 32 lag PS I JU Fla P22 SA pagal Jia BT নি 
AUS ps po 3 0৯ i [লও এর এজ টাও ৩৪০ ই B53 GSA GLA 
5৪ 1115555৬6৯ ০৯৩ US চে Thy ১৪ ও lady LL লও ১০৯৩ By 
৩০০ sles AME ২৩ ০৯ ০০915 সিল 25554 ভ ছিখিও 5৬৯৭ 
২৩ LL এল আও ০৪ ও ৬3 ৩ ওত ও ও ও সই এও ৩ ৩ ০৯৪ 
eats ১৬] A ss Sse SH উস] একি ২৪ ৭| এল তি 
৪৩/.০৫1 ০৪ ০০1 lps AS 10 হী ps ও ০৮ ওএস ILL 
৯১০০4350553 55৫ GIy উড ১০৯০৩ GRE ০০০ EIA লি ৮৯ 
1৩ ১৬৪৭ ০০ 01524 81685615521 82 বলত pl পল ৬10৯ 
4215 ০৪৯ 01৩ ১৪৪ lg নি বলত a 313 Sal Se 91৩ Fl al 
USE ৪৪ ১৩৩৪ ০১41 লে ০৪৪ LL FU Ome 23 4111 ১৯ ১৩ ২৩ ৭৪ 
০০ ES DLA ৮০০৯ SL SLAM te এলি LEAL এও 
ELA SS SA AISA Cm PES RAUL ৮৯ এএনী 015 AIH 
SALA SS 13623 das 35511051554 এ ০5৪০৪ 58) pls হল < লাল 
La AR GR Pos Ce 2 এ) 93০25 U 5৯০85 ৮০৩ Al PSs 
২১৮ 4২১ রে iil 
হায় আফসোস! আশা-ভরসা ও কল্পনাবিলাসী পরিকল্পনা মানুষকে ধ্বংস ও 
বরবাদ করে দিয়েছে। মুখে কথার ফুলঝুরি আছে, কিন্তু কাজের কোন উদ্যোগ 
নেই । ‘ইল্ম ও মা'রিফত আছে, কিন্তু (তার দাবি পূরণ করবার জন্য) ধৈর্য 
নেই। ঈমান আছে, কিন্তু য়াকীন নেই । মানুষের অবয়ব চোখে পড়ে, কিন্তু 
তাতে ঘিলু নেই ৷ দর্শনার্থীদের ভিড় আছে, হৈ-হউ্টগোলও আছে, কিন্তু এমন 


হযরত হাসান বসরী রে) ৬৯ 


একজন আল্লাহ্‌র বান্দা চোখে পড়ে না, যার অন্তর আছে, মন যার প্রতি আকৃষ্ট 
হয়। লোকজন আসে, অতঃপর চলে যায়। তারা সব কিছু জেনেছে, অতঃপর 
তা বেমালুম ভুলে গেছে। প্রথমে তারা একটি বস্তুকে হারাম করেছে, অতঃপর 
তাকেই আবার হালাল করে নিয়েছে। তোমাদের ধর্ম কি? মুখের একটি মিষ্টি 
শব্দোচ্চারণ । যদি প্রশ্ন করা হয়, “হিসাব-নিকাশের দিনে তুমি বিশ্বাসী?” 
জওয়াব পাওয়া যায়, “হা!” প্রতিফল দিবসের মালিকের কসম! সে মিথ্যা 
বলেছে। মু’মিনের চরিত্র ও শান এই যে, সে কর্মফল দিবসে বিশ্বাস করবে 
এবং ঈমান ও ইয়াকীনের অধিকারী হবে । তার ‘ইল্ম-এর সাথে হি-ল্ম (ধৈর্য) 
এবং হি'ল্‌ম-এর সাথে “ইল্ম থাকবে। সে বুদ্ধিমান হবে, কিন্তু হবে নম্র 
প্রকৃতির এবং উত্তম ভূষণ ও সংযম তার দারিদ্র্য ও অভাব-অনটনকে ঢেকে 
দেবে । ধনী হয়ে গেলেও মধ্যম পন্থা সে কখনো পরিত্যাগ করবে না। ব্যয়ের 
ক্ষেত্রে সে মিতাচারী, বিপর্যস্ত মানুখের ক্ষেত্রে দয়ালু ও দানশীল, অধিকার 
আদায়ের ক্ষেত্রে প্রসারিত হস্ত ও উন্মুক্ত মন এবং ন্যায় ও সুবিচারের ক্ষেত্রে 
হবে জোর তৎপর ও অনড় । কারো প্রতি ঘৃণার সৃষ্টি হলেও তার প্রতিকুলে 
বাড়াবাড়ি করে না। ভালবাসার ক্ষেত্রেও কারো সাথে শরীয়তের সীমারেখা 
অতিক্রম করে না। কারো ছিদ্রান্েষণ করে না, কাউকে তিরস্কার কিংবা ভর্খসনা 
করে না। অর্থহীন বিষয়ের সঙ্গে যেমন তার সম্পর্ক থাকে না, তেমনি 
ভ্রীড়াকৌতুক ও হাসি-তামাশার সঙ্গেও সে কোন সন্বন্ধ রাখে না। সে 
চোগলখুরী করে না, যে বিষয়ে তার অধিকার নেই, তার পেছনে ধাবিত হয় 
না, যা তার ওপরে ওয়াজিব_ সে ব্যাপারে অস্বীকৃতি জানায় না এবং 
ওষরখাহীর বেলায় সীমা অতিক্রম করে না। সে অপরের দুঃখ-কষ্টে উৎফুল্ল 


হয় না এবং অপরের অন্যায়কেও সমর্থন. করে না। তার সালাতে" . . 


ভয়-ভক্তিমিশ্রিত বিনয় থাকে । সে ‘আলিম সমাজের সাহচর্য অবলম্বন করে। 
“ইল্ম-এর খাতিরে সে চুপ থাকে, শুধু গুনাহ্‌ থেকে বেঁচে থাকা এবং সওয়াব 
ও ফায়দা হাসিলের জন্য কথা বলে। পুণ্য লাভ ঘটলে সে খুশি ও আনন্দে 
উদ্বেলিত হয়, আর ক্রুটি-বিচ্যুতি ঘটলে আল্লাহ্‌র দরবারে তওবা-ইস্তিণফার 
(অনুশোচনার সঙ্গে ক্ষমা প্রার্থনা) করে । কারো তরফ থেকে দিলে চোট পেলে 
ক্ষমার মধ্যেই তার উপশম খৌজে। কেউ তার সঙ্গে মূর্খজনোচিত আচরণ 
করলে সে ধৈর্য, সহিষ্ণুতা ও বুদ্ধিমত্তার আশ্রয় গ্রহণ করে। জুলুম করলে সে 
সবর করে, কেউ তার অধিকারের ক্ষেত্রে বেইনসাফী করলে সে ইনসাফের দণ্ড 
হস্তচ্যুত হতে দেয় না। আল্লাহ ভিন্ন কারো আশ্রয় ভিক্ষা করতে সে রাধী হয় 


৭০ সংগ্রামী সাধকদের ইতিহাস 


না এবং অন্য কারোর নিকট সে সাহায্যপ্রার্থীও হয় না। জনসমাবেশে সে 
মর্যাদাবান এবং নির্জনে শোকর-গুযার । আল্লাহপ্রদত্ত রিষক" লাভে সে তৃপ্ত, 
সুখ-শান্তি ও আরাম-আয়েশের মধ্যে কৃতজ্ঞ, সংকট ও পরীক্ষার মুহূর্তে 
ধৈর্যশীল, গাফিলদের মধ্যে যি-করকারী এবং যি-করকারীদের মধ্যে ইস্তিণফারে 
লিগু। এসবই ছিল আসহাব-ই-রাসূল (সা)-এর শান। নিজ দর্জা ও মর্তবা 
মাফিক যতদিন তীরা দুনিয়াতে ছিলেন এইরূপ শান-শওকতের সাথেই ছিলেন 
এবং যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এইরূপ শান-শওকতের সাথেই 
বিদায় নিয়েছেন । মুসলমনেরা! তোমাদের পূর্বপুরুষগণের এটাই ছিল নমুনা । 
যখন তোমরা আল্লাহ্‌র সঙ্গে তীর কায়-কারবার বদলে দিলে তখন আল্লাহ 
পাকও তোমাদের সঙ্গে তার কায়-কারবার বদলে দিলেন। 
“আল্লাহ পাক কোন জাতির অবস্থার পরিবর্তন করেন না যতক্ষণ না তারা 
যদি আল্লাহ অশুভ কিছু ইচ্ছা করেন তবে তা রদ করবার কেউ নেই এবং তিনি 
ছাড়া ওদের কোন অভিভাবক নেই ।” 
অপর এক ক্ষেত্রে সাহাবায়ে কিরাম (রা)-কে স্মরণ করতে যেয়ে এবং সূরা 
আল-ফুরকশান-এর সেই আয়াতসমূহের তাফসীর বর্ণনা করতে গিয়ে, যেখানে 
মু’মিনদের গুণাবলী বর্ণনা করা হয়েছে, তিনি বলেন ৪ 
৬11180552০৮ 515 0831৬5১5441 ৩০ ৪৬1 ০৬৯ ৯৬5৯ 0৮৮৬০ 01 
ce Slo সিএ (৯৪81০ SAID BI 4113 56 pails 95213 6255 
(45555 © 1০০৯ ll ১০ al pels FEST JEL ও ০১৯ MAL ISS La lg 
- Ligh 25H ale Sys ১৯৯৬ Ie J ০০৩ sl SIU এও < 
ছি ১৬৯৯] ৮০5 ডা 7239113236013 OH I LS ০5115 
৮2৯০০540145 ০৯১৮০ le pele Je2 03 S223 প als 0০১৭ 
1425 Ee 20 ১৮054 DAILY 075 J এল LS ৯৩৫ Uns 
২1০৫০৬০৪১৪০ ৭৪২১] চিনি ব৫৯৬নিক ১৬৪০৪৩ plat le বা] Less 
০ JE pa Isis ০১৩৭ 1৬4০ ০০ ০০ (3০৪ ৯৯১১৯ 
lA UE ISS CUE US (521টি লো 5০৭ 0০ ১৮৬2 
৮৯২1৩ ০৬৮৮৫) ০৯৪15 [৯ CSM GIA Lal 41১8555541 ৭5০41533857 
এ দা sdas SUL Uses ply lant A 3] 401 ২ | 1015 05501 Ge 
০5১১৪1৩0১৪৪ Lt ily le bas এ 015 411 pS) 


১. আল-হাসান বসরী--ইবৃন জওযীকৃত, ৬৯-০ পৃ. 


হযরত হাসান বসরী (র) ৭১ 


(প্রথম যুগের) মুমিনদের কানে যখনই আল্লাহ্র এই আহ্বান গিয়ে পৌছুল 
তখনই তারা এর সত্যতার স্বীকৃতি জানালেন এবং এই ডাকে সাড়া দিলেন। 
তাঁদের অন্তর-মানস, তীদের দেহ ও চক্ষু আল্লাহ্‌র 'আজমত তথা শ্রেষ্ঠত্‌ ও 
বিরাটত্ব এবং আল্লাহ্‌র পরাক্রমের সামনে ঝুঁকে পড়ল । আল্লাহ্‌র কসম! আমি 
যখন তাদের দেখতাম- তখন পরিষ্কার মনে হস্ত যে, দীনের হাকীকত ও 
অদৃশ্য জগতের বিষয়াদি সব যেন তীদের চোখে দেখা। অন্যায় তর্ক-বিতর্ক ও 
অনর্থক কথাবার্তার সঙ্গে তাদের কোনরূপ সম্পর্ক ছিল না। তাদের নিকটে তো 
আল্লাহ্‌র তরফ থেকে কেবল একটি জিনিসই পৌছেছিল এবং তীরা তা মেনে 
নিয়েছিলেন । আল্লাহ পাক কুরআন মজীদে তাদের সর্বোত্তম চরিত্র চিত্রণ 
করেছেন এবং প্রশংসা-গীতি গেয়েছেন। আল্লাহপাক বলেন ৪ 
, 8৮৯ aI ০০ 35৮ 02০1 ০০০ 45 
করে।” আয়াতে "১৯" শব্দটি এসেছে। ১০৯ শব্দের অর্থ ‘আরবী ভাষায়- নম্রতা, 
কোমলতা, শান্তি, তৃপ্তি ও মর্যাদা । অতঃপর আল্লাহপাক বলেন ৪ 
৭1595519105 901৯1174245 95 
“আর জাহেল লোকেরা যখন তাদেরকে সম্বোধন করে তখন তারা বলে, 
শান্তি, শান্তি!” অর্থাৎ তারা সংযমী ও ধৈর্যশীল, তারা মুর্খতার কাজ থেকে 
দূরে সরে থাকে । আর কেউ যদি তাদের সাথে মূর্খতার আচরণও করে তবু 
তাদের ধৈর্য, সহিষ্ণুতা ও মর্যাদায় কোন ফারাক আসে না। এসব লোক 
আর রাত কাটাত আল্লাহর “ইবাদত-বন্দেগী তে । স্বয়ং আল্লাহ পাক এঁদের 
প্রশংসা করে বলছেন ঃ 
04535135622 ১5553 59015 
“আর সে সব লোক স্বীয় প্রতিপালকের সম্মুখে সিজদাবনত ও দণ্ডায়মান 
অবস্থায় রাত্রি অতিবাহিত করে ।” আসলেই এসব লোক স্বীয় পদযুগলের 
ওপর দীড়িয়ে যায়, মুখমণ্ডল মাটির ওপরু স্থাপন করে এবং সিজদায় পতিত 
হয়। তাদের গণ্ডদেশে অশ্রুর ধারা প্রবাহিত হয়। আল্লাহ্‌র ভয় তাদের 
আঁখি-যুগলকে অশ্রুভারাক্রান্ত করে রাখে । নিশ্চয় তাদের সামনে এমন কিছু 
ছিল যার জন্য তীরা বিনিদ্র রাত্রি যাপন করতেন ৷ এমন কিছু ছিল যার কারণে 
তীরা দিনের বেলা ভয়-ভীতির মাঝে কাটাতেন। আল্লাহ তা'আলা বলেন £ 


৭২ সংগ্রামী সাধকদের ইতিহাস 


+ Cty UE কও Cita লো Cie ২৮৭ 0০ 99562 2 
“আর সেই সব লোক যারা বলে ৪ হে আমাদের রব! আমাদের থেকে 
জাহান্নামের আযাব দূরীভূত করা; নিশ্চয় তার আযাব বিরাট জরিমানাস্বরূপ 
এবং জানের জন্য্য বিপদ।” আয়াতের মধ্যে 4১5 শব্দ এসেছে। যে 
বিপদ-মুসীবত মানুষের সামনে এসে দেখা দেয়- আবার চলেও যায় তাকে 
আরবের লোকেরা 1১ বলে না। (1১২ হচ্ছে এমন দুঃসহ বিপদ যা কিয়ামত 
পর্যন্ত মানুষের মাথার ওপর ঝুলে থাকে। সেই আল্লাহ্‌র কসম! যিনি ভিন্ন 
আর কোন ইলাহ নেই, এই আল্লাহ্‌র বান্দারা (স্বীয় উক্তি ও ধর্মে) 
সত্যবাদিতা ও দৃঢ়তার প্রমাণ দিয়েছেন । তীরা যা মুখে বলেছেন তার ওপর 
আমল করেছেন। কিন্তু আফসোস! তোমরা কেবল কামনা-বাসনার 
মায়া-মরীচিকার পেছনে দৌড়াচ্ছ। লোক সকল! তোমরা ফীপা আশা থেকে 
বিরত হও! তা এইজন্য যে, আল্লাহ্‌ কখনো কোন বান্দাকে কেবল তার আশা 
করার কারণে দুনিয়া ও আখিরাতের কোন বস্তু দান করেন না।৯ 
তিনি এই বক্তৃতার শেষে বললেন (এবং অধিকাংশ ওয়াজের পর বলতেন) 8 
এই ওয়াজ ও নসীহতের ভেতরে তো কোন জিনিসের কমতি নেই, তবে 
দিলের মধ্যেও প্রাণের স্পন্দন থাকতে হবে। 


তীর সত্যকথন ও নিভীকিতা 

হযরত হাসান বসরী রে) কেবল কামালিয়াত, বাগ্মিতা, ভাষার অলঙ্কার, 
গভীর জ্ঞান, পাণ্ডিত্য ও বক্তৃতায়ই নয়, বরং সত্য কথনে, নিভকিতায়, নৈতিক 
সাহসে ও বীরত্বেও আপন যুগে বিশিষ্ট ছিলেন। তিনি তৎকালীন খলীফা ইয়াধীদ 
ইবন “আবদুল মালিক-এর প্রকাশ্যে ও খোলাখুলিভাবে সমালোচনা করেন। 
“ফিতনা” (ইয়াধীদ ইবনুস্ল-সুহাল্লাব ও ইবনু'ল-আশ'আছ-এর উপদ্রব) সম্পর্কে 
আপনার অভিমত কি?” তিনি বললেন, “তাদের সঙ্গে থেকো না, তাঁদেরকে 
সহযোগিতা ক'র না।” একজন সিরীয় তখন বলল, “আর আমীরু'ল-সুমিনীন-এর 
সঙ্গে?” এতদৃশ্রবণে তিনি ভীষণ ক্রোধাবিত হন এবং হস্ত উত্তোলন করে বললেন, 
“হা, আমীরু'ল-মু"মিনীন-এর সঙ্গেও নয়; হা, আমীরু"ল-মুশমিনীন-এর সঙ্গেও 
নয়।”২ হাজ্জাজের তলোয়ার ও নৃশংসতার কাহিনী সবার জানা । কিন্তু হাসান 
বসরী রে) তীর যুগেও সত্য প্রকাশে বিরত হননি । 


ll “কিনুন, ১২ পৃ. মুহাদ্দিছ ইব্‌ন নসর মুরূধী, -ইমাম আহমদ ইব্‌ন হান্বল-এর ছাত্র । 
তাবাকাত ইব্‌ন সা'দ; ৭ম খণ্ড-১১৮-১৯। 


হযরত হাসান বসরী রে) ৩ 


ইসলামী হুকুমতে নিফাক'-এর চিহ্ন ও মুনাফিক 

ইসলামের রাজনৈতিক ও বস্তুগত প্রভাব-প্রতিপত্তি ও ক্ষমতা লাভের পর 
মুসলিম রাষ্ট্রে এমন একটি শ্রেণীর উদ্ভব হয়, যারা ইসলাম কবুল করেছিল বটে, 
কিন্তু তাদের আচার-আচরণ তথা আমল-আখলাক, পারস্পরিক লেনদেনের ক্ষেত্র 
ও তাদের মন-মগজ পুরোপুরি ইসলাম দ্বারা প্রভাবিত হয়নি । তাঁদের্র ভেতর 
হাকীকী ঈমান এবং ২ ৷ ০1512 (ইসলামে তোমরা পরিপূর্ণরূপে প্রবেশ 
কর)-এর প্রতিফলন ঘটেনি। খোদ মুসলমানদের নতুন বংশধরদের মধ্যেও 
(যাদের পুরোপুরি ইসলামী তরবিয়ত হয়নি) এমন লোক ছিল যারা জাহেলী প্রভাব 
থেকে মুক্ত ও পবিত্র হতে পারেনি এবং ইসলামের সঙ্গে তাদের গভীর সম্পর্কও 
সৃষ্টি হয়নি। তাদের জীবনে আহকামে ইলাহী তথা এশী বিধান ও নির্দেশাবলীর 
বাস্তবায়ন ঘটেনি এবং আনুগত্য স্বীকারের স্বভাব-প্রকৃতিও সৃষ্টি হয়নি, অথচ 
এদেরই একটি উল্লেখযোগ্য অংশ বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে রাষ্ট্রীয় কর্মকাণ্ডে 
জড়িত ও সম্পর্কিত হয়ে পড়েছিল । 

আমীর-উমারা ও ধনিক শ্রেণীর ভেতরও এমন লোক ছিল যাদের মধ্যে 
প্রাচীন মুনাফিকদের আমল-আখলাক ও তাদের মেযাজ-মস্তিক্ের প্রভাব 
পরিলক্ষিত হত। সত্যি কথা বলতে গেলে, রাজদরবারে, হুকুমতে, নেতৃস্থানীয় 
জায়গাগুলোতে, ফৌজে, হাটে-বাজারে এরাই প্রাধান্য লাভ করেছিল এবং এদের 
জীবন যাপন পদ্ধতি সামাজিক ফ্যাশন হিসাবেও পরিগণিত হতে শুরু করেছিল । 

কতিপয় বিশিষ্ট ব্যক্তির অভিমত এই যে, নিফাকে"র চিহ্ন একটি বিশেষ 
সময়ের ব্যাপার এবং এটি এমন একটি রোগ যা রিসালাতের যুগে মদীনা 
তায়্যিবার একটি বিশেষ পরিস্থিতিতে সৃষ্টি হয়েছিল | ইসলামের সুস্পষ্ট বিজয় এবং 
কুফরী শ্বক্তির-পরাজয়ের .পর তা খতম হয়ে যায়। দুই বিপরীত শক্তির পরস্পর 
দ্বন্ব ও সংঘর্ষের পর কেবল ইসলামই অবশিষ্ট থাকে । ফলে স্বাভাবিকভাবেই এমন 
কোন গ্রুপের জন্য নেবার সুযোগ বাকি থাকেনি, যা এ দুই শক্তির মাঝখানে ঝুলন্ত 
অবস্থায় থাকবে । কাজে কাজেই শেষ পর্যন্ত বাকি থাকে শুধু প্রকাশ্য কুফর অথবা 
প্রকাশ্য ইসলাম । তাফসীর ও তারীখ গ্রন্থগুলোতে এ মতের সমর্থন মেলে । 

মূলত এ সমস্ত ব্যক্তি একটি বাস্তবতাকে উপেক্ষা করে গিয়েছিলেন। আর তা 
হ'ল ধনিফাক” (কপটতা) মানবীয় ফিতরতের একটি দুর্বলতা ও ব্যাধি যা মানবীয় 
প্রকৃতির মতই সাধারণ ও পুরাতন | এই রোগ সৃষ্টি হবার জন্য এটা একেবারেই 
জরুরী নয় যে, ইসলাম ও কুফর- এই দুই শক্তি সব সময় বহাল থাকবে এবং 
তাদের মধ্যে মুকাবিলাও অব্যাহত থাকবে, বরং নির্ভেজাল ও খালিস ইসলামের 


৭৪ সংগ্রামী সাধকদের ইতিহাস 


বিজয় ও প্রাধান্কালেও এমন একটি দল সৃষ্টি হয়ে যায় যারা যে কোন কারণেই 
হোক, ইসলামকে হযম করতে পারে না এবং তা তাদের মন-মগজে আসন 
গাড়তে পারে না। কিন্তু তাদের মধ্যে এতখানি নৈতিক সাহসও জন্মায় না যে, 
তারা এর অস্বীকৃতি এবং এর সাথে তাদের সম্পর্কহীনতার কথা প্রকাশ করবে 
অথবাব্যক্তিস্থার্থও তাদেরকে এ অনুমতি দেয় না যে, তারা এ সব কল্যাণ ও 
উপকারিতা থেকে সরে দাড়াবে যা ইসলামের সঙ্গে সম্পর্কের কারণে মুসলিম রাষ্ট্র 
অথবা মুসলিম সমাজে তারা লাভ করছে। ফলে তারা সারাটা জীবন এই দ্বিমুখী ও 
দিধাগ্রস্ত অবস্থার মধ্যেই কাটায় । তাদের প্রবৃত্তিগত অবস্থা, তাদের আমল- 
আখলাক, তাদের নৈতিক ও চারিত্রিক দুর্বলতা, তাদের সুযোগ-সন্ধানী মানসিকতা, 
সুখ-সন্তোগ ও “সৌন্দর্য উপভোগের আবেগ-অনুভূতি, পার্থিব মগ্রতা, পরলোক 
বিস্কৃতি, ক্ষমতাসীনদের সামনে অবনত মেযাজ এবং গরীব, অসহায় ও দুর্বলের 
প্রতি অত্যাচার প্রথম যুগের মুনাফিকদের আচার-ব্যবহারের কথাই মনে করিয়ে 
দয়। 


নিফাক' ও মুনাফিকদের নিশানদিহি 

হযরত হসান বসরী (র)-এর এটি একটি বিরাট ধর্মীয় প্রতিভার পরিচায়ক 
ছিল যে, তিনি এই সত্য বেশ ভালভাবেই অনুধাবন করেছিলেন যে, নিফাক' 
স্থিতিশীল এবং এখনো বিদ্যমান । মুনাফিকরা কেবল ধর্মীয় ক্ষেত্রে নয়, বরং 
জীবনের সকল ক্ষেত্রেই প্রভাব বিস্তার করে আছে এবং রাষ্ট্রীয় ব্যাপারেও তাদের 
অধিকার কায়েম করে রেখেছে। তাদেরই কারণে শহরগুলো জমজমাট ও 
কোলাহলমুখর হয়ে আছে! কেউ কেউ তাকে বলেছিল ৪ এ যুগেও কি 
“নিফাক”-এর অস্তিত্ব আছে? তিনি বলেছিলেন ৪ ৯১০412৪১1১০ 1১-৯১৪৬। 
1858 ০০৩০২ -_“মুনাফিকরা যদি বসরার গলি-ঘুপচি থেকে বেরিয়ে যায় 
তাহলে শহরে তোমাদের মন টেকানো মুশকিল হয়ে পড়বে ।”১ অর্থাৎ শহরের 
অধিবাসীদের ভেতর তাদের সংখ্যাই বেশি, ইসলামের সাথে যাদের নাম মাত্র 
সম্পর্ক এবং যারা তাদের আমল ও আখলাকের দিক দিয়ে ইসলামী চরিত্র দ্বারা 
ভূষিত ও সজ্জিত নয়। তিনি অন্য একবার বলেছিলেন : 

(6০ Sts 0২০৫৪ Gala 281 ৪৬৪ SAL alt ০0 
আল্লাহ্‌র কি শান দেখুন! এই উম্মতের মধ্যেও এমন সব মুনাফিক' প্রাধান্য 
বিস্তার করে রেখেছে যারা ধ্বংসাত্মক রকমের স্বার্থপর ।২ 


রি ফাডু'ন-নিফাক ' ওয়ায ন্ু'ল-মুনাফিকীন, মুহাদ্দিছ আবু বকর ফারয়াবীকৃত, ৬৮ পৃ. । 
২.এ,৫৭পূৃ.। 


হযরত হাসান বসরী রে) | ৭৫ 


শেষ যুগের “'আলিমগণের মধ্যে শাহ ওয়ালীউল্লাহ দেহলভী (র)-ও এই 
মতের অনুসারী যে, 'নিফাক' সকল যুগেই বিদ্যমান আছে এবং মুনাফিকদের 
অস্তিত্ব বিশেষ কোন যুগের সঙ্গে সম্পর্কিত নয় । তার মতে নিফাক' দু'ধরনের £ 
“আকীদাগত নিফাক" এবং আমলী ও আখলাকী নিফাক' ৷ রিসালত যুগ অতিক্রান্ত 
হওয়ায় অর্থাৎ ওয়াহী বন্ধ হয়ে যাওয়ায় “আকীদাগত নিফাকের অকাট্য জ্ঞান 
আমাদের নেই; তবে আমলী ও আখলাকী নিফাক' সর্বত্রই প্রচুর দৃষ্টিগোচর হয়! 
তিনি তীর যুগ সম্পর্কে বলেন যে, এই মুহূর্তে নিফাকে'র আধিক্য বর্তমান। 

হাসান বসরী রে)-এর দাওয়াত ও সংস্কারের শক্তি ও প্রভাবের মধ্যে এই 
বিষয়টি অত্যন্ত গুরুত্তপূর্ণ যে, তিনি জীবনের এক-একটি দিক পাকড়াও করেছেন 
এবং সমাজের আসল রোগ কোথায়, সে দিকে দৃষ্টি দিয়েছেন ৷ তার যুগেও বহু 
ওয়াইজ ও দা‘ঈ ছিলেন, কিন্তু তৎকালীন সমাজ কারো দাওয়াত বা 
ধর্মোপদেশকে সেভাবে গ্রহণ করেনি, যেভাবে হযরত হাসান বসরী (র)-এর 
দাওয়াতকে গ্রহণ করেছিল এবং তা এজন্য যে, তীর বক্তৃতামালা ও দর্স থেকে 
সেই যুগের বিগড়ে যাওয়া সমাজের ওপর সরাসরি চপেটাঘাত পড়ত; তিনি 
নিফাকে:র প্রকৃত স্বরূপ বর্ণনা করতেন। নিফাক' এমন একটি রোগ যা সেই 
সমাজে বিস্তার লাভ করেছিল । তিনি মুনাফিকদের চরিত্র ও অভ্যাসসমূহ বর্ণনা 
করতেন এবং সে ধরনের অভ্যাস ও চরিত্র অনেক লোকের মধ্যেই পাওয়া যেত 
যারা হুকুমত, ফৌজ ও ব্যবসা-বাণিজ্যে অগ্রগামী ছিল এবং জীবনের সকল 
ক্ষেত্রেই যাদের অস্তিত্‌ অনুভব করা যেত! তিনি আখিরাত বিস্মৃতি ও পার্থিব 
কামনা-বাসনা তথা জাগতিক লোভ-লালসার প্রাবল্যের নিন্দা করতেন। সে যুগের 
অনেক লোকই এই সংক্রামক ব্যাধির শিকার ছিল। তিনি মৃত্যু ও (মৃত্যু-পর্ধর্তী) 
পারলৌকিক জীবনের ছবি আঁকতেন এবং অত্যন্ত সুন্দরভাবে শ্রোতার চোখের 
সামনে তা তুলে ধরতেন। গাফিল, বিত্তশালী ও প্রাচুর্যের অধিকারী লোকদের 
এমন একটি শ্রেণীর সে সময় জন্ম হয়েছিল যারা এ সব ব্যাপারে সম্পূর্ণ উদাসীন 
ছিল। 
মোট কথা, তার দাওয়াত, তীর ওয়া'জ-নসীহত, তার সংক্কারমূলক দর্স সে 
যুগের মন-মানসিকতা ও অন্যান্য উদ্দেশ্যের সঙ্গে এতই সংঘর্ষমুখর ছিল যে, সে 
যুগের সমাজের পক্ষে তীর থেকে মুখ ফিরিয়ে রাখা কিংবা সম্পর্কচ্যত হয়ে থাকা 
মুশকিল হয়ে পড়েছিল। তাই অধিক, হারে লোক তীর বক্তৃতামালা শুনত এবং 
তাদের পাপক্লিষ্ট মনে চোট লাগত । ফলে বিগত জীবনের অন্যায় কৃতকর্ম ও পাপ 
থেকে তারা তওবা করত এবং নতুন জীবন ইখতিয়ার করত। তিনি তীর 


৭৬ সংগ্রামী সাধকদের ইতিহাস 


বজ্তামালা ও মজলিস থেকে দীন ও ঈমানের দিকে লোকদেরকে আহ্বান 
জানাতেন এবং স্বীয় সাহচর্য ও আমল দ্বারা তাদের আত্মাকেও প্রশিক্ষণ দিতেন। 
ষাট বছরের দীর্ঘ যুদ্দত তিনি এই দাওয়াত ও সংস্কার কর্মেই কাটিয়ে দেন। কত 
লোক যে তীর কারণে ঈমানের মিষ্টতা ও ইসলামের অপরূপ সত্য লাভ করেছে তা 
কেউ পরিমাপ করতে পারবে না। 


'আওয়াম ইব্‌ন হাওশাব বলেন ঃ হাসান (র) ষাট বছর পর্যন্ত স্বীয় কওমের 
ভেতর সে ই কাজষ্টিটকরেছেন যা আঘিয়া-ই-কিরাম (খতমে নবুওতের পূর্বে) নিজ 
উম্মতের মধ্যে করতৈন।১ 


হাসান বসরী (র)-এর ওফাত ও তীর জনপ্রিয়তা 

তার নিষ্ঠা, ধর্মীয় নিবিষ্টতা, 'ইলমী ও রূহশনী তথা জ্ঞানগত ও আধ্যাত্মিক 
কামালিয়াতের এরূপ আছর ছিল যে, সারা বসরা ছিল তাঁর ভক্ত ও অনুরক্ত। ১১০ 
হিজরীতে যখন তাঁর ইনতিকাল হয় তখন গোটা শহর২ তীর জানাযায় অনুগমন 
করে। বসরার ইতিহাসে এটিই ছিল প্রথম ঘটনা যে, গোটা জনবসতি কবরস্থানে 
চলে যাবার কারণে শহরের জামে মসজিদে সেদিন ‘আসরের জামা'আত হতে 
পারেনি ।৩ 

হাসান বসরী রে)-এর রহণনী ও “ইল্মী স্থলাভিষিক্তগণ এবং নিজ নিজ 
ঘমানার দাঁঈরা আল্লাহ্‌র দিকে দাওয়াত, পারলৌফিক জীবনের দিকে আহ্বান 
এবং ঈমান ও আমলের দিকে দাওয়াত প্রদানের সিলসিলা জারী রাখেন এর 
মাঝখানে তাঁরা কোনরূপ শূন্যতা সৃষ্টি হতে দেননি। হাসান বসরী রে)-এর 
ওফাতের ২২ বছর পর উমায়্যা খিলাফতের অবসান ঘটে এবং 'আব্বাসীয় 
খিলাফতের সূচনা হয়। দামিশকের পরিবর্তে বাগদাদ রাজধানীতে রূপান্তরিত হয় 
এবং পরিণত হয় গোটা প্রাচ্যের মনোযোগ কেন্দ্রে 


হুকুমতে বিপ্রব সাধনের প্রয়াস 


এ সব সংক্কারমূলক প্রয়াস ও প্রচেষ্টা এবং দাওয়াত ও যি"কৃ'র-আয কারের 
ধারাবাহিকতার সঙ্গে এই প্রয়াসও অব্যাহত থাকে যে, খিলাফতকে তার সঠিক ও 
বিশুদ্ধ মারকাষের ওপর প্রতিষ্ঠিত করা হোক এবং সেসব ইজারাদারী খতম করে 
১. দাইরাতুল-মা'আরিফ--বুস্তানীকৃত, ৭ম খণ্ড, ৪8 পৃ 
২. বসরা ছিল সে সময় ইরাকের বৃহত্তম শহর ও খিলাফতের রাজধানী । দামিশকের পর মুসলিম সাম্রাজ্যের 

দ্বিতীয় স্তরের শহর হিসাবে গণ্য হ'ত। 
৩. ইব্‌ন খাল্লিকান (হাসান বসরী)। 


হযরত হাসান বসরী (র) ৭৭ 


দেওয়া হোক যা উমায়্যা ও তাদের পর “আব্বাসীয়রা কায়েম করে রেখেছে। 
দুর্ভাগ্যবশত খিলাফত গোত্রীয় ও বংশীয় ভিত্তির ওপর এমনভাবে কায়েম হয়ে 
গিয়েছিল যে, তার বিরুদ্ধে কোন কার্যকর আন্দোলন গড়ে তোলা ততক্ষণ পর্যন্ত 
সম্ভব ছিল না যতক্ষণ না তার সাথে বংশীয় আভিজাত্য ও উচ্চ খান্দানের সম্পর্ক 
সৃষ্টি হয়। এজন্যই আমরা দেখতে পাই যে, যে সব লোক উমায়্যা ও 'আব্বাসীয় 
আহলে-বারতের সঙ্গে । কেননা ভীদেরই সাফল্য লাভের সম্ভাবনা ছিল বেশি। 
তীরা মুসলিম উল্মার ধর্মীয় প্রবণতার প্রতিনিধি-স্থানীয়ও ছিলেন এবং তাদের প্রতি 
মুসলমানদের ধর্মী মহল ও সংস্কারপ্রিয় জামা'আতের সহানুভূতি ও সমর্থনও 
ছিল। 


নাকি বে আৰু হানীফা, বাহারীকৃত, ১ম খণ্ড, ৫৫ পৃ. । 
' ইমাম মালিক মাদীনাবাসীদেরকে মুহাম্মদ খুন্নাফসু'্য-যাকিয়ার ও আনুগত্যের ফতওয়া 
২ ফান মানিক মদীনা দের মুসা ও করেছিলেন -তানীযু'ল-কামিল, ৫ম 


বিষয়টি মনসূরের অজ্ঞাত ছিল না। এই বিষয়ে বিস্তারিত জানতে হলে দ্র. “ইমাম আৰু 
লিয়ামী যিন্দেগী”- সায়্যিদ মানাজির আহসান গিলানীকৃত (“ইমাম আবু হানীফা” নামে বইটি 


৭৮ সংগ্রামী সাধকদের ইতিহাস 


বনী উমার্যা ও বনু “আব্বাসের হুকুমতের ব্যাপক ব্যবস্থাপনার কারণে এসব 
প্রয়াস ব্যর্থ হলেও তারা মুসলিম উন্মাহ্‌্র ভেতর ভ্রান্ত কর্তৃত্বের বিরুদ্ধে সংগ্রাম, 
সাধনা ও সত্যকে সরবে ঘোষণা করবার একটি নজীর কায়েম করে যান। যদিও 
কুরবানী এবং সংগ্রাম ও সাধনার এই ধারাবাহিকতার মুল্য মোটেই কম নয়। 
ইসলামী ইতিহাসের “ইযযত-আবনূ এ সব পুরুষ-সিংহের বদৌলতেই কায়েম 
রয়েছে- যারা অন্যায় ও ভ্রান্ত কর্তৃত্বের কাছে এবং বস্তুগত প্রেরণা ও আকর্ষণের 
সামনে আত্মসমর্পণ করেননি এবং যারা সঠিক উদ্দেশ্যে ও লক্ষ্যের জন্য দেহের 
শেষ রক্ত বিন্দু পর্যন্ত দান করেছেন! 
- <x 4 15485151285 03০ ১১০৮0 

“মুমিনদের ভেতর কেউ কেউ আল্লাহ্‌র সঙ্গে কৃত অঙ্গীকার পূরণ করেছে” 

(সূরা আহষব, ২৩ আয়াত)। 


ভূতীয় অধ্যায় 
“আব্বাসীয় খিলাফত এবং ধৰ্মীয় দা“ওয়াত ও আলোচনা 


'আন্বাসীয় খিলাফত ও তার প্রভাব 


‘আব্বাসীয় খিলাফত উমায়্যা খিলাফতের পুরোপুরি স্থলাভিষিক্ত ছিল। সেই 
দুনিয়াদারীর রূহ, সেই ব্যক্তিতান্ত্রিক ও মৌরন্সী সাম্রাজ্যের রীতিনীতি ও 
মাইন-কানুন, বায়তুল মালের সেই বল্লাহীন অপব্যবহার, সেই আরাম-আয়েশ ও 
বলাসিতাগ্রবণতা; সর্বক্ষেত্রে ছিল এই দুই খিলাফতের মধ্যে অদ্ভুত মিল। পার্থক্য 
কেবল এতটুকু যে, উমায়্যাদের সাম্রাজ্যে ও তাদের কালের সমাজে আরবীয় রূহ" 
কার্যকর ছিল; কিন্তু 'আব্বাসীয় সাম্রাজ্যে অনারব রূহ তথা অনারব জাতিগোষ্ঠী ও 
পভ্যতার রোগ-ব্যাধি ও দোষ-ক্রুটিগুলো সমাজে ঢুকে পড়েছিল । ‘আব্বাসীয় 
দাঞ্রাজ্যের আয়তন এতটা বেড়ে যায় যে, খলীফা হারূনুর রশীদ একবার এক খণ্ড 
মেঘ দেখে অত্যন্ত তৃপ্তির সঙ্গে বলেছিলেন ৪ 

+ dal ৪৪০০১ ০১০৪ Ss Sl 
অর্থাৎ “তোমার যেখানে ইচ্ছা গিয়ে বারি বর্ষণ কর, কারণ তোমার উৎপাদিত 
ফসলের রাজস্ব শেষাবধি আমার কাছেই আসবে 1” 

ইব্‌ন খালদুনের পরিমাপ মুতাবিক “আব্বাসীয় সাম্রাজ্যের বার্ষিক আমদানী 
ছল খলীফা হারনুর-রশীদের যমানায় সাত হাজার পাঁচ শ’ কিনতার (সাত কোটি 
দেড় লক্ষ দী নার অর্থাৎ একত্রিশ কোটি পঞ্চাশ লক্ষ রুপিয়া)-এর অধিক১- যা সে 
যুগের হিসাবে একটি বিরাট অংকের অর্থ খলীফা মামুনের যমানায় এ ক্ষেত্রে 
মারো সমৃদ্ধি ঘটে ৷ বিরাট অংকের আমদানি রাজক্ষের অধিকারী এবং তৎকালীন 
নুনিয়ার সর্ববৃহৎ সাম্রাজ্যের রাজধানী হবার কারণে সারা দুনিয়ার আরাম-আয়েশ 
ও ভোগ-বিলাসের উপকরণ, গোটা দুনিয়ার জ্ঞানী-গুণী, শিল্পী-গায়ক, দাসদাসী, 
পারিষদ-মোসাহেব, কবি-সাহিত্যিক, সৎ ও অসৎ তথা সর্বশ্রেণীর মানুষের ঢল 
সতুর্দিক থেকে এসে নেমেছিল বাগদাদে । সম্পদের প্রাচুর্য ও অনারব লোকজনের 
অবাধ প্রবেশের ফলে সাংস্কৃতিক ভরষ্টতা তথা সাংস্কৃতিক বাড়াবাড়ি দারু'স-সালাম 
বা মুসলিম কেন্দ্রে শুরু হয়ে গিয়েছিল।২ সম্পদের ছড়াছড়ি, অর্থের মূল্যহীনতা 


।. মুকাদ্দিমা ইবন ১ ১৫১ পৃ. । 
২. বিস্তারিত জানতে দ্র. -হণয়ওয়ান (জাহিজ), ৩য় খণ্ড, ৯১ পৃ.; ৫ম খণ্ড, ১১৫ পৃ. । 


৮০ সংগ্রামী সাধকদের ইতিহাস 


এবং সে যুগের তমদ্ুন ও বিলাসিতার পরিমাণ করবার জন্য ইতিহাসে মামূনের 

বিবাহের বর্ণনা পড়ে দেখাই যথেষ্ট হবে । এঁতিহাসিক লিখেন ঃ 
মামুন শাহী খান্দান, সাম্রাজ্যের সদস্যবর্গ, সমস্ত ফৌজ, রাষ্ট্রীয় কর্মচারী ও 
খাদেমকুলসহ উযীরে আজম হাসান ইবন সহল (ষীর কন্যার সঙ্গে মামুনের 
বিয়ে হচ্ছিল)-এর মেহমান হন এবং একাধারে উনিশ দিন পর্যন্ত এই বিরাট 
বরযাত্রীদলকে এমন উন্নতমানের বদান্যতার সাথে মেহমানদারী করা হয় যে, 
দেশের ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর মানুষটিও কয়েকদিনের জন্য আমীরানা জীবন 
যাপন করার সুযোগ পায়। হাশিমী খান্দান, ফৌজের অফিসারবৃন্দ ও সাম্রাজ্যের 
সকল পদাধিকারী ব্যক্তিবৃন্দের ওপর মিশৃক ও আম্বরের হাযার হাযার গুলি 
ছিটান হয়। গুলিগুলো ছিল কাগজে লেপ্টানো এবং তাতে নগদ অর্থ, দাসদাসী, 
ভূ-সম্পত্তি, খেলাত, ঘোড়া, জায়গীর প্রভৃতির উপহারের পরিমাণ লিপিবদ্ধ 
ছিল। খোলাখুলি নির্দেশ ছিল যে, যার হিস্যায় যে গুলি পড়বে তাতে যা লেখা 
রয়েছে তা সেই মুহূর্তেই ভাণ্ডার-তত্ত্বাবধায়ক তাকে দিয়ে দেবে। সাধারণ 
লোকজনের ওপরও মিশক “আধ্বরের গুলি এবং দিরহাম ও দীনার ছিটানো 
হয়। মামুনের জন্য স্বর্ণ-সূত্রের তৈরী একটি দামী ও সুদৃশ্য ফরাশ বিছানো হয়; 
তাতে মুক্তা ও য়াকুত খচিত ছিল। মামুন যখন তার ওপর উপবেশন করেন 
তখন দামী ও মূল্যবান মোতি তাঁর পদদ্বয়ের ওপর ছিটানো হয় যা 
যরীন-ফরাশের ওপর বিক্ষিপ্ত হয়ে এক চিত্তাকর্ষক দৃশ্যের অবতারণা করে।১ 


বাগদাদে আল্লাহ্র দা“ঈ 

কিন্তু বাগদাদে এই আরাম-আয়েশ ও তোগবিলাসিতার মাঝেও এমন কিছু 
মহান ব্যক্তির অস্তিত্ব ছিল খীরা আল্লাহ্র দিকে আহ্বানে, তাষকিয়ায়ে নফস ও 
‘ইলমে দীনের প্রচার-প্রসারে এবং শিক্ষা গ্রহণ ও শিক্ষা দানের মধ্যে সার্বক্ষণিক 
নিমগ্ন ছিলেন। তারা শহরের হাঙ্গামা এবং জীবনের সকল চিত্তাকর্ষক ও 
মনোমুগ্ধকর বিষয়াবলী থেকে নিজেদেরকে আলাদা করে নিয়েছিলেন এবং এই 
উন্মতের রূহ ও আল্লাহ্‌র সঙ্গে সম্পর্কের পুঁজি এবং ইসলামী জীবন যিন্দেগীর 
উৎসের (কুরআন ও হাদীছ-এর) হেফাজতে ব্যস্ত ছিলেন। হুকুমত কোনমতেই 
তাদের চিনতে পারেনি এবং দুনিয়ার কোন আকর্ষণই তাদেরকে নিজ কাজ থেকে 
হটাতে পারেনি। বস্তুবাদের এই উত্তাল সমুদ্রে তারা ছিলেন এমন মানবীয় 


১. আল-মা'মূন, মাওলানা শিবলী নু'মানীকৃত, ১৫৭ পৃ.- ইবন খালদূন, আবুল-ফিদা, 
ইৰ্বু'ল-আছীর, ইবন খারিকান-এর উভিমহ। ৯৭ 


আব্বাসীয় খেলাফত ৮১ 


পমালা যেখানে ডুবন্ত ব্যক্তি এসে আশ্রয় নিত।. তাঁরা বাগদাদে বস্তুবাদী ও 
ভাগ-বিলাসপূর্ণ জীবনের পাশাপাশি একটি খালেস ঈমানী ও কহ নী জীবনও 
গয়েম করে রেখেছিলেন। তাঁরা তাঁদের শক্তি ও বিস্তৃতির ক্ষেত্রে বস্তুবাদী ও 
[জনৈতিক জীবনধারীদের পেছনে ছিলেন না, খলীফা, আমীর-উমারা ও 
বীরদের নিয়ন্ত্রণ সাধারণ মানুষের দেহের ওপর চললেও তাদের মন-মস্তিফের 
ঃপর চলত এঁ মহান ব্যক্তিদের শাসন । আর যখন এ দুই পক্ষের মধ্যে সংঘর্ষ 
দখা দিত তখন অধিকাংশ ক্ষেত্রেই মহান ব্যক্তিদের প্রাধান্য প্রমাণিত ও প্রতিষ্ঠিত 
ত । তৎকালীন খলীফা হারনুর-রশীদ শাহী জীকজমক ও জৌলুসের সঙ্গে রু্কা 
[মক স্থানে অবস্থান করছিলেন । সেই সময় সেখানে হাদীছশান্ত্রের মশহুর ইমাম 
র্দে সালিহ হযরত “আবদুল্লাহ ইব্‌ন মুবারক (র)-এর আগমন ঘটে ৷ শহরের 
গাঁটা অধিবাসী তাঁকে অভ্যর্থনা জানাতে বেরিয়ে পড়ে! ফলে খলীফা নিঃসঙ্গ হয়ে 
1ড়েন। লোকের ভীড় এত প্রচণ্ড ছিল যে, ধাক্কাধাক্কিতে অনেকেরই পা থেকে 
নুতা ছিটকে যায়। খলীফা হারূনের একজন দাসী খলীফার বালাখানা থেকে 
শ্যটি দেখছিল। সে এর কারণ কি তা জানতে চায়। লোকেরা বলে যে, 
[রাসানের একজন ‘আলিম এসেছেন; তার নাম ‘আবদুল্লাহ ইব্‌ন মুবারক। সে 
[লে, “এটাই বাদশাহী, হারূনেরটা নয়। কেননা তীর বাদশাহী পুলিশ ও 
গাইক-পেয়াদা ছাড়া মোটেই জমে না।” 

এই ছিল বাগদাদে ঈমানী ও “ইলমী যিন্দেগীর অবস্থা । সেখানে যেমন 
মারাম-আয়েশ, ভোগ-বিলাস ও ধন-দৌলতের ধুম পড়েছিল, তেমনি তা 
ইল্ম-আমল, তাকওয়া-পরহেযগারী এবং দা“ওয়াত ও ইসলাহেরও সর্ববৃহৎ 
নারকাষে (কেন্দ্র) পরিণত হয়েছিল । তাবাকাত ও অন্যান্য গ্রন্থ দৃষ্টে তো এটাই 
[নে হয় যে, বাগদাদে তখন ‘আলিম ও সালিহ বান্দা ছাড়া আর কেউ বসবাস 
চরত না এবং ১..১1/.5311 0৪5 ভিন্ন আর কোন আওয়াযই তখন উঠত না। 
[ই ধৰ্মীয় রওনক এবং দীন ও ইসলাহের এই সমৃদ্ধি এসব মুজাহিদ বান্দার 
বাস-প্রশ্বাসের কারণেই ছিল যারা এই কর্মটিকে জীবনের লক্ষ্য হিসাবে ধরে 
নয়েছিলেন। এই সিলসিলায় সুফিয়ান ছওরী, ফুযায়ল ইবন “আয়াষ, জুনায়দ 
ঢাগদাদী, মা“রফ কারখী, বাশার হাফী প্রমুখের নাম সর্বাধিক খ্যাত ও 
[হৃদ ও যিন্দেগী, পার্থিব জগত থেকে মুখাপেক্ষীহীনতা, ত্যাগ ও উৎসর্গ এবং 
নহস্বার্থ খিদমতে খাল্ক ও ঈমানী অবস্থা মুসলিম জনপদের ওপরও প্রভাব 
ফলত ৷ তীদের ব্যক্তিসত্তা দ্বারা ইসলামী সন্ত্রম কায়েম ছিল ৷ এর ফল হয়েছিল 


হগ্রামী সাধক-(১ম)-৬ 


৮২ সংঘামী সাধকদের ইতিহাস 


এই যে, তাদের উপদেশ ও বক্তৃতা শ্রবণে এবং তাদের আমল ও আখলাক দৃষ্টে 
বিপুল সংখ্যক ফাহুদী, ‘ঈসায়ী (খৃষ্টান), সস OH রানি 
হয়।১ 


5 বই-বনদাদ (তীৰ বাগদাদ), হিলযযাতুল-আওলিয়া (আৰু ন‘ঈম) ও তারীখ-ই ইব্‌ন 
খাল্পিকান। 


চতুর্থ অধ্যায় 
হাদীছ ও ফি ক্‌-হ্‌ সংকলন 


মুসলিম উন্মাহুর দুটো তাৎক্ষণিক প্রয়োজন রা 

মুসলিম উন্মার রূহ", তার চরিত্র ও আখলাকের হেফাজতের সঙ্গে যোর 
সিলসিলা বরাবর অব্যাহত ছিল) উন্মার সামাজিক জীবন ও সামাজিক রীতিনীতি, 
পারস্পরিক লেনদেন ব্যবস্থা ও রাষ্ট্রনীতির হেফাজতেরও প্রয়োজন ছিল । এ ক্ষেত্রে 
নিশ্চয়তার প্রয়োজন ছিল যে, তা ভবিষ্যতেও ইসলামের মূলনীতি ও আইন-কানুন 
মুতাবিক হবে। যে সময় এশিয়া, আফ্রিকা ও যুরোপের একটি অংশ (স্পেন) 
ইসলামের তত্ত্বাবধান ও অভিভাবকত্বে ছিল, মুসলিম সাম্রাজ্য তৎকালীন বিশ্বে 
সর্ববৃহৎ ও সর্বাধিক আয়তনবিশিষ্ট ছিল যা বিশ্বের সুসংস্কৃত ও সভ্যতম 
রাষ্ট্রসমূহের সমন্বয়ে গঠিত হয়েছিল। ফলে নিত্য-নতুন অবস্থা ও পরিস্থিতির 
সন্মুখীন হচ্ছিল মুসলমানেরা । ব্যবসা-বাণিজ্য, কৃষি, শাসিতদের নিকট থেকে 
জিযয়া ও রাজস্ব আদায়সহ নব-বিজিত রাষ্ট্রগুলোর নিত্য নতুন সমস্যাদি ক্রমেই 
সামনে এসে দেখা দিচ্ছিল । প্রাচীন অভ্যাস ও প্রচলিত রীতিনীতি, সিদ্ধান্ত গ্রহণসহ 
অপেক্ষায় ছিল। এ সবের কোনটিরই আবশ্যকতা এড়িয়ে যাবার মত ছিল না 
কিংবা একটু নজর বুলিয়ে এগুলোকে পাশ কাটিয়ে যাবার মতও ছিল না। হুকুমত 
বিস্তারিত ও পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় আইন-কানুনের প্রার্থী ছিল। হুকুমতের 
ব্যবস্থাপনা-মেশিনারী থামিয়ে রাখা যায় না। যদি ইসলামী আইন-কানুন বা 
বিধি-বিধান প্রণয়ন ও বিন্যাসের ক্ষেত্রে বিলম্ব ঘটত তাহলে রোমক কিংবা 
পারসিক আইন দিয়ে কাজ চালাতে হ'ত। ফলে অবস্থা তাই হ’ত যা এই 
সময়কার নামে মাত্র ইসলামী রাষ্ট্রগুলোর ক্ষেত্রে হচ্ছে। এ ক্ষেত্রে ‘উলামায়ে 
কিরামের সামান্যতম গাফিলতি, সুন্নাহর রক্ষকদের মেধাগত আলস্য ও 
আরামপ্রিয়তা এই উম্মাহকে হাযারো বছরের জন্য ইসলামী সমাজ ও তার 
সামাজিক আইন-কানুনের বরকত থেকে মাহরূম করে দিত। 

+ Ld ০৩৭ Al 4114 ৮০৪ (9৬৯ ০315 alll 

সে সময় দু'টো বিষয়ের দিকে তাৎক্ষণিক মনোযোগ দেবার প্রয়োজন ছিল। 

একটি হ'ল, হাদীছ ও সুন্নাহর মূল্যবান পুঁজি সংকলন ও সংরক্ষণ করা, 


৮৪ সংগ্রামী সাধকদের ইতিহাস 


বিভিন্নভাবে যা মুহান্দিছীন-ই-কিরামের বক্ষে এবং লিখিতভাবেও নানা জায়গায় 
ছড়িয়ে ছিটিয়ে ছিল।১ এটি নতুন সমস্যাবলী খুঁজে বের করার একটি বড় মাধ্যম 
এবং ইসলামী ফিক্‌'হশাস্ত্রের একটি বিরাট উৎস। এটি উম্মার ইসলামী মেযাজে 
এবং তার যিন্দেগীর ইসলামী ছাচের হেফাজতেরও মাধ্যম । হাদীছ হচ্ছে রাসূলুল্লাহ 
(সা)-এর সর্বাধিক বিস্তৃত, নির্ভরযোগ্য ও বিশুদ্ধ চরিতমালা (,১:-..)। এটি নবী 
যুগের তেইশটি বছরের এক ধরনের রোয-নামচা যা অপর কোন নবীর উম্মতের 
ভাগ্যে জোটেনি । এটি বিনষ্ট হয়ে যাওয়া জ্ঞান ও ধর্মের ক্ষেত্রে দুর্ঘটনা ছাড়া কিছু 
নয়। এতভিন্ন এর মধ্যে নিহিত রয়েছে উন্মতের নৈতিক ও চারিত্রিক সংস্কার, 
মিতাচার, বিশুদ্ধ আধ্যাত্মিকতা, যুহ্দ ও তাক'ওয়া এবং পরিবর্তন ও বিপ্লবে 
উৎসাহদানকারী বিরাট শক্তি। এরই প্রভাবে প্রতিটি যুগে ইসলামী রেনেসার 
অগ্রপথিকগণ জন্ম নিতে থাকবেন এবং প্রতিটি যুগের মুসলিম সোসাইটির শর“ঈ 
ও আখলাকী হিসাব-নিকাশ হতে থাকবে। এরই মাধ্যমে প্রতিটি যুগ ও প্রতিটি 
স্তরের বিদ'আতের মুকাবিলা করা হবে। 

দ্বিতীয় বিষয়টি হ’ল, ফিক্‌ "হের একন্রীকরণ ও সম্পাদন এবং মসলা-মাসাইল 
তথা শর'ঈ সমস্যাসমূহ খুঁজে বের করা ও ইজতিহাদ করা। কুরআন হাদীছে 
জীবনের প্রতিটি শাখা ও প্রতিটি বিভাগের জন্য প্রয়োজনীয় মূলনীতি ও আদর্শ 
বিদ্যমান। এসব থাকতে অন্য কোথাও যাবার প্রয়োজন নেই। জীবন 
পরিবর্তনশীল । মানুষের অবস্থা ও তার আবশ্যকীয় বিষয়াদি সীমাহীন বৈচিত্র্য 
ভরা। উল্লিখিত মূলনীতি ও আদর্শের আলোকে জীবনের প্রতিটি নতুন অবস্থা ও 
পরিস্থিতির ব্যাখ্যা-বিশ্লেষণে ইজতিহাদ ও ইসতিম্বাতের আবশ্যক ছিল। 


হাদীছ সংগ্রহ ও সংকলন 

ইসলামের আবির্ভাবের ক্ষেত্র হিসাবে সেই দেশ ও সেই জাতিগোষ্ঠীকে 
নির্বাচন করা হয় যারা তাদের সত্য কথন, আমানতদারী ও স্মৃতিশক্তির জন্য সারা 
বিশ্বে বিখ্যাত ছিল। সাহাবায়ে কিরাম রো) যা কিছু দেখেছেন, যা কিছু শুনেছেন, 


১ হাদীছ সংগ্রহ ও সংকলনের কাজ তাবি'ঈদের যুগ থেকেই শুরু হয়ে গিয়েছিল। এই সিলসিলায় হযরত 
ওমর ইবৃন “আবদুল ‘আযীয (র)-এর মনোযোগ ও আগ্রহের কথা পূর্বেই বলা হয়েছে। দ্বিতীয় 
শতাব্দীতেই হাদীছের বিভিন্ন সংকলন তৈরি হয়ে গিয়েছিল যার মধ্যে ইব্‌ন শিহাব যুহরী (জন্ম ১২৪ 
হি.), ইব্‌ন জুরায়জ মন্ধী (জনা ১৫০ হি.), ইবৃন ইসহাক (জন্ম ১৫১ হি.), সা'ঈদ ইব্‌ন 'আরূবা 
মাদানী (জন্ম ১৫৬ হি.), মামার য়ামানী (জন্ম ১৫৩ হি.), রবী“ ইব্‌ন সবীহ (জন্ম ১৬০ হি.) প্রমুখের 
সংকলন বিশেষরূপে খ্যাত । একে অধিকতর “ইল্মী ও উন্নতমানের আঙ্গিক ও কাঠামোয় আঞ্জাম 
দেওয়ার দরকার ছিল। 


হাদীছ ও ফিকৃস্থহ সংকলন ৮৫ 


তা হৃদয়ে গেঁথে নিয়েছেন এবং এতটুকু কম-বেশি না করে তা পরবর্তী 
বংশধরদের কাছে পৌছে দিয়েছেন। অপরাপর কওম ও জাতিগোতী স্ব স্ব 
পয়গন্বরদের মূর্তি নির্মাণ করেছে এবং তাদের ছবি অংকন করেছে। ইসলামে মূর্তি 
নির্মাণ ও প্রাণীর ছবি অংকন হারাম ৷ কিন্তু সাহাবায়ে কিরাম (রা) আ-হ্যরত 
(সা)-এর আকৃতি-প্রকৃতি শোমাইল) ও আচার-অভ্যাসের এমন সব জীবন্ত চিত্র 
তীদের বর্ণনায় ধরে রেখেছেন যার বর্তমানে কোন ছবি অংকনের আবশ্যক হয় 
না। তাদের বর্ণিত এই ছবি সকল প্রকার খারাপ ও অকল্যাণ থেকে মুক্ত ও 
পবিভ্র। 


মুহাদ্দিছীনে কিরামের উন্নত মনোবল ও কঠোর পরিশ্রম 

অতঃপর সেই সব বর্ণনার হেফাজত ও বর্ণনার জন্য আল্লাহ্‌ তা'আলা উন্নত 
মনোবলের অধিকারী, প্রাণবন্ত, বিদ্যোৎসাহী এমন শত শত বিদ্যার্থী যুগিয়ে 
দিয়েছেন যারা স্মৃতিশক্তি ও মেধার ক্ষেত্রে ছিলেন নজীরবিহীন। তীরা অনারব 
দেশগুলো থেকে দলে দলে ধেয়ে এসেছিলেন। আল্লাহ্‌ তা'আলা তাদের দিলে 
হাদীছের এমনি "ইশ্ক পয়দা করে দিয়েছিলেন যে, সে কারণে নিশ্চিন্তে আরামের 
সঙ্গে দু'দণ্ড স্থির হয়ে বসে থাকাটাও তাদের জন্য কষ্টকর হয়ে দাঁড়িয়েছিল। সকল 
জায়গা থেকে 'ইল্ম হাসিল করা এবং স্বীয় বক্ষ ও লেখনীতে তা রক্ষণাবেক্ষণ 
করার মধ্যেই তাঁরা মগ্ন ছিলেন। বিজ্ঞানের ইতিহাসে ও পূর্ববর্তী নবীদের উন্মতের 
ভেতর এই ‘ইশক ও নিবিষ্টতার এবং এই সতর্কতা ও আমানতদারীর 
পাওয়া যায় না। হাদীছ সংগ্রহ করা এবং প্রতিটি রিওয়ায়াত তার বর্ণনাকারী 
(রাবী) থেকে শোনবার জন্য তারা ইসলামী বিশ্বের প্রান্তে প্রান্তে হন্যে হয়ে ঘুরে 
বেড়িয়েছেন। দৃষ্টান্তস্বরূপ বলা যায় যে, ইমাম বুখারী চৌদ্দ বছর বয়সে 
এতদুদ্দেশ্যে ভ্রমণ শুরু করেন। বুখারা থেকে মিসর পর্যন্ত সকল রাষ্ট্র তিনি 
ফারসাখের নেয় হাযার মাইল) বেশি দুরত্ব পদবজে অতিক্রম করি । এরপর আমি 
মাইলের হিসাব গণনা করা ছেড়ে দিই।” স্পেনের সুহাদ্দিছ ইব্‌ন হায়ওয়ান স্পেন, 
ইরাক, হিজাষ ও য়ামানের শায়খগণের থেকে হাদীছ গ্রহণ করেন। মোট কথা, 
তিনি তুঞ্জা থেকে সুয়েজ পর্যন্ত গোটা আফ্রিকা মহাদেশ, অতঃপর লোহিত সাগর 
পাড়ি দেন। মুহাদ্দিছীনে কিরামের সফরনামা তিনটি মহাদেশ- এশিয়া, আফ্রিকা, 
যুরোপ (স্পেন)-কে কেন্দ্র করে আবর্তিত ।১ সেই সময়কার সভ্য, সংস্কৃত ও 


5 এসব রণ য় অওলনা র রহ্‌মন খান শেরওয়ানী মরহুম) থেকে 
বানা যাজক ফেলে যক! মরু) থেকে গৃহীত 


৮৬ সংগ্রামী সাধকদের ইতিহাস 


পরিচিত বিশ্বের দূর-প্রতীচ্য (স্পেন) থেকে নিয়ে দুর-প্রাচ্য (খুরাসান) পর্যন্ত সফর 
করা এবং শহরে শহরে টহল দিয়ে বেড়ানো: তাদের জন্য একটি মামুলী ব্যাপার 
হয়ে দাড়িয়েছিল। 


আসমাউ 'র-রিজাল শাস্ত্র 

এ সব আল্লাহ্‌র একনিষ্ঠ বান্দা কেবল হাদীছ সংঘহ ও সংকলন করাকেই 
যথেষ্ট মনে করেননি, এর মধ্যবর্তী মাধ্যমগুলোও গভীরভাবে পর্যবেক্ষণ ও বিশ্লেষণ 
করেছেন। তারা এ সমস্ত 'রাবী'র নাম-ধাম, জীবনেতিহাস, আমল- আখলাক ও 
আচার-অভ্যাসকেও রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করেন যাদের মাধ্যমে এসব বর্ণনা 
তাঁদের কাছে পৌছেছে। এভাবে যে সব মহান ব্যক্তিদের সম্পর্কে এ (2০3) 
4১২5 -এর ওয়াদা ও খোশখবর ছিল- তাদের বদৌলতে লাখো বান্দার জীবন 
দিবালোকে এসে যায়। আর উল্লিখিত ধারায় হাদীছ ও তার রিওয়ায়াতসমূহের 
সংকলন ও সম্পাদনের ফলে স্বাভাবিকভাবেই একটি ‘নতুন ‘ইল্ম 
“আসমউ'র-রিজাল” তথা রিজালশাস্ত্রের উদ্ভব ঘটে। জ্ঞানের এই শাখা 
মুহাদ্দিছীনে কিরামের বুলন্দ হিন্মত, জ্ঞানের ক্ষেত্রে নিবিষ্টচিত্ততা, বিশ্লেষণী শক্তি ও 
যিন্মাদারীর অনুভূতির আলোকোজ্জ্বল উদাহরণ, এই উম্মার এটি একটি 
গৌরবজনক কৃতি । ড. হ্বে্গার তার 2.1 /1১-.। 53 হ:(..1 (হাফিজ 
ইবন হণজার)-এর ইংরেজী সংস্করণের ভূমিকায়১ যথার্থই বলেছেন £ 

আজ পর্যন্ত দুনিয়ায় এমন কোন জাতিগোষ্ঠী দেখা যায়নি, এমন কি বর্তমানেও 

নেই যারা মুসলমানদের মত “আসমাউ'্র-রিজাল”-এর ন্যায় একটি বিরাট 

মর্যাদাসম্পন্ন শাস্ত্রের আবিষ্কার করেছেন যার বদৌলতে আজ আমরা পাঁচ লক্ষ 

লোকের অবস্থা সম্পর্কে জানতে পারছি। ২ 
মুহাদ্দিছীনে কিরামের সতর্কতা ও আমানতদারী 

মুহাদ্দিছগণ কেবল হাদীছ বর্ণনাকারী লোকদের রোবীগণের) জীবন-বৃত্তান্ত 
একত্র ও সংরক্ষিতই করেননি, তাদের আচার-আচরণ (আখলাক), শক্তি ও 
দুর্বলতা, সাধুতা ও তাক "ওয়া এবং ‘ইলম ও স্মৃতিশক্তি সম্পর্কেও তাঁদের 
সমসাময়িকদের বর্ণনা, বিবৃতি ও সর্বপ্রকার তথ্যাদি একত্র করে দিয়েছেন। এ 
ক্ষেত্রে কারো ব্যাপারে কোনরূপ আনুকূল্য কিংবা দয়া প্রদর্শন করা হয়নি, চাই কি 


১. য় -১৮৫৩-৬৪ য়া। 
২. খুতবাত-ই-মাদ্রাজ, মাওলনা সায়্যিদ সুলায়মান নদভী । 


হাদীছ ও ফিকৃস্থহ সং ৮৭ 


তীরা তাঁদের যুগের শাসকই হোন অথবা সমসাময়িক কালের বড় যাহিদই হোন। 
তাঁরা রাবীগণের যাচাই-বাছাই ও বিচার-বিশ্লেষণের ক্ষেত্রে এতখানি সততা 
ও নিভীঁকতার সঙ্গে কাজ করেছেন যে, সে সব ঘটনা আজ ইসলামের 
গৌরবময় ঘটনা হিসাবে বিবেচিত। রাবীগণের মধ্যে বড় বড় খলীফা ও 
আতমীর-উমারাও ছিলেন ধাঁদের ক্ষমতার দাপট ছিল অপ্রতিহত | কিন্তু 
মুহাদ্দিহীন-ই-কিরাম এতটুকু ভীত না হয়ে সবারই বাহ্যিক দিকগুলো প্রকাশ্য 
দিবালোকে এনেছেন এবং গোপন ও প্রচ্ছন্ন দিকগুলোর নেকাব উন্মোচন 
করেছেন। তীরা তাদেরকে সে দর্জীই দিয়েছেন, যা প্রকৃতপক্ষে তাদের প্রাপ্য। 
ইমাম ওকী' ছিলেন একজন বড় মুহাদ্দিছ, কিন্তু তাঁর পিতা ছিলেন একজন 
সরকারী খাজাঞ্চী । ফলে তিনি যখন স্বয়ং তার পিতা থেকে কোন হাদীছ 
রিওয়ায়েত করতেন তখন তার সমর্থনে অপর কাউকে অবশ্যই তার সঙ্গে 
মিলিয়ে নিতেন অর্থাৎ এককভাবে তার পিতার রিওয়ায়েতকে তিনি নির্ভরযোগ্য . 
মনে করতেন না। এরূপ সতর্কতা ও সত্য-প্রীতির দৃষ্টান্ত সত্যি বিরল । | 
ইমাম মু'আয ইৰ্ন খু‘আয এমন একজন উঁচুদরের মুহাদ্দিছ ও বুযুর্গ ছিলেন 
যে, এক ব্যক্তি ভাকে দশ হাযার দীনার- যার মূল্য আজ দশ হাযার গিনিরও 
অধিক- কেবল এ কথার বিনিময়ে পেশ করতে চান যে, ‘আদল তথা 
ন্যায়বিচারের ক্ষেত্রে অমুক ব্যক্তি নির্ভরযোগ্য কিংবা নির্ভরযোগ্য নয়- সে সম্বন্ধে 
তিনি কিছুই বলবেন না অর্থাৎ তিনি এ ব্যাপারে নিশ্চুপ থাকবেন । তিনি আশরফীর 
সেই থলি খৃণাভরে প্রত্যাখ্যান করেন এবং বলেন £ আমি কোন সত্যকে লুকাতে 
পারি না।২ ইতিহাস কি এর চেয়ে অধিক সতর্কতা, সততা ও সাধুতার কোন দৃষ্টান্ত 
পেশ করতে পারবে?” 


স্মৃতিশক্তি ও ধীশক্তি 

মুহাদ্দিছীন-ই-কিরামের এই জামা'আত ছিল ইরান ও তুর্িস্তানের সর্বোত্তম 
মেধা সম্পদ (১৯৬৯ 25-5) । তীরা বংশগতভাবে খুবই সুস্থ, সবল, পরিশ্রমী, 
উন্নত মনোবলসম্পন্ন, জ্ঞানতাপস ও প্রখর স্থৃতিশক্তির অধিকারী ছিলেন। 
স্মৃতিশক্তির ওপর আস্থা ও স্ৃতিশক্তির ব্যাপক চর্চার ফলে (গোটা মানবীয় 
অঙ্গ-প্রত্যঙ্গের ন্যায় যা লালন-পালন ও অনুশীলনী দ্বারা অস্বাভাবিক রকম . 


১ তুহ্যুতূভূহ্বাব : চল বন্ত; ১৩০ পৃ । 
২. এ, উঠ খণ্ড, ৪৩১ পৃ ধু 
৩, খুতবাতে মাঁদ্রাজ, ৫৯-৬০ পৃ. । 


৮৮ সংগ্রামী সাধকদের ইতিহাস 


শক্তিশালী হয়ে যার) তা এমন আশ্চর্যজনক নমুনা পেশ করত যা দুর্বল ও কমযো 
স্মৃতির এই নির্ভেজাল কিতাবী যুগে কতক সময় বুদ্ধির অপম্য বলে মনে হয় । কি 
ইতিহাস এ ধরনের ঘটনাবলীর ক্রমিক ও ধারাবাহিক সাক্ষ্য প্রদান করে, অভিজ্ঞত 
এর অনুকূলে রায় দেয় এবং এর সম্ভাবনার সত্যতা স্বীকার করে । এসবের “ইল্‌টঃ 
তাওযীহ' তথা জ্ঞানগত বর্ণনানুক্রমিক তালিকা পেশ করা কঠিন কিছু নয়। ব্যাপ 
চর্চা, অনুশীলন ও বিষয়বস্তুর সঙ্গে প্রেম ও আকর্ষণ এমন শক্তি সৃষ্টি করে এব 
মেধা স্থানাত্তরের এমন সব নমুনা প্রকাশিত হতে থাকে যা এর সঙ্গে সম্পর্কহী, 
ব্যক্তিবর্গের কাছে বিস্ময়কর ঠেকবে বৈকি! 


ইমাম বুখারী যখন বাগদাদ আগমন করেন তখন বাগদাদের “আলিমকুর 
তাঁকে পরীক্ষা করার উদ্দেশ্যে নিম্নোক্ত উপায় উদ্ভাবন করেন : তারা এক শত 
হাদীছের সনদ ও মতন (মূল বর্ণনা) উল্টে-পাল্টে দেন, এক হাদীছের সনদ অপর 
হাদীছের মতনের সঙ্গে ও এক হাদীছের মতন অপর হাদীছের সনদের সঙ্গে জুড়ে 
দেন এবং তাকে (বুখারীকে) প্রশ্ন করবার জন্য দশ-দশটি হাদীছ একএকজ, 
লোকের হাওয়ালা করেন । ইমাম বুখারী মজলিসে আগমন করলে এক একজন 
ব্যক্তি দশ-দশটি করে হাদীছ শোনান এবং এসব হাদীছ সম্পর্কে ভার মতামত 
জানতে চান। তিনি এগুলো শুনতেন এবং বলতেন, “আমি এসব হাদীছ সম্পবে 
ওয়াকিফহাল নই।” ষীরা জ্ঞানী ব্যক্তি ছিলেন তীরা এই রহস্য উপলব্ধি করেন 
এবং অজ্ঞ লোকেরা তার এই অজ্ঞতাদৃষ্টে মুচকি হাসে । যখন সকলেই নিজ নিজ 
অংশের হাদীছ শুনিয়ে শেষ করলেন তখন ইমাম বুখারী পালাক্রমে এক-একজনের 
প্রতি মনঃসংযোগ করেন এবং বলেন, “আপনি যে দশটি হাদীছ আমাকে 
শুনিয়েছিলেন তার মতন এই এবং তার সনদ এই ৷” তিনি সকলের পেশকৃত 
হাদীছই সহীহ করে দেন এবং যে সনদের যে মতন এবং যে মতনের যে সনদ তা 
সঠিকভাবে বর্ণনা করেন। লোকে তাঁর সুষ্ দৃষ্টি, উপস্থিত বুদ্ধি ও অদ্ভুত স্মৃতিশত্তি 
দৃষ্টে থ হরে যায় !১ 
দর্স-এর মজলিসে লোকের ভীড় 

উপরিউক্ত কারণেই জনগণের মধ্যে মুহাদ্দিছীন-ই-কিরামের দর্স ও 
রিওয়ায়াতের মজলিসে শরীক হবার উদগ্র আগ্রহ পরিলক্ষিত হয় । এসব মজলিসে 
উপস্থিতির সংখ্যা হাযারের কোঠা অতিক্রম করত এবং বাদশাহদের দরবার 
থেকেও সে সব মজলিসে অধিক নীরবতা ও শৃঙ্খলাপুর্ণ পরিবেশ বিরাজ করত। 


১. ফতহুস্থ’ল-বারী--মুকস্থাদ্দিমা, পৃ. ৪৯২। 


হাদীছ ও ফিক্‌'হ সংকলন ৮৯ 


ইমাম ‘আসিম ইব্‌ন আলী হাদীছের শ্রতলিপি প্রদানের উদ্দেশ্যে বাগদাদের বাইরে 
নাখলিস্তানে (খর্জুর বৃক্ষপূর্ণ স্থান) একটি উচ্চ চবুতরার ওপর উপবেশন করতেন। 
খলীফা মু'তাসিম বিল্লাহ একবার তীর এক বিশ্বস্ত লোককে উক্ত মজলিসে শরীক 
লোকজনের পরিমাণ নির্ধারণ করবার জন্য পাঠান। সেখানে তখন প্রায় এক লক্ষ 
চব্বিশ হাযারের মত শ্রোতা ছিল। আহমদ ইব্‌ন জাফর বর্ণনা করেন যে, যখন 
আবু মুসলিম বাগদাদে আসেন তখন রুহুবা গাসসান নামীয় স্থানে তিনি হাদীছের 
শ্রুতলিপি দেন। সাত ব্যক্তি দাড়িয়ে একে অপরকে শায়খ (র)-এর রিওয়ায়াত 
পৌছাতে থাকে এবং অন্যরা দীড়িয়ে দীড়িয়ে তা লিখতে থাকে। দোয়াত গুণে 
বোঝা গেল, লেখকদের সংখ্যা প্রায় চল্লিশ হাযার। যারা লিখছিল না, শুধু শ্রোতা 
ছিল, তারা এই গণনার বাইরে । সে যুগের শায়খ ফারয়াবী বাগদাদে হাদীছের 
শ্রুতলিপি প্রদান করেন। তিনশ!’ ব্যক্তি এই শ্রুতলিপি সাধারণ লেখক ও শ্রোতা 
পৰ্যন্ত পৌছে দেবার দায়িত্বে নিযুক্ত ছিল। উপস্থিতির সংখ্যা ছিল তিরিশ হাযারের 
মত ৷ ফারয়াবীর নিকট দশ হাযার লোক শিক্ষা গ্রহণ করতে আসত এবং ভারা 
সকলেই দোয়াত কলম নিয়ে বসত ৷? জারি বর্ণনা করেন যে, ইমাম বুখারীর 
জামি“ সহীহ তীর নিকট থেকেই নব্বই হাযার লোক শুনেছে ।২ 


সিহাহ সিত্তা 
এই উৎসাহ-উদ্দীপনা, এই মগ্রতা, এই প্রতিযোগিতা ও উদ্বেলিত প্রেরণা 

হিকমতশুন্য ছিল না। এর ফল এই দীড়ায় যে, হাদীছের এমন একটি নিরাপদ ও 

নির্ভরযোগ্য পুঁজি জমা হয়ে যায় যা এই উম্মতের একটি বিরাট বড় সম্পদ, ইসলাহ 

ও তাজদীদ তগা সংশোধন ও সংস্কারের একটি বিরাট শক্তিশালী মাধ্যম । এই 

পুঁজির ভেতরে ইমাম বুখারীর সহীহ বুখারী ও ইমাম মুসলিমের সহীহ মুসলিম 

(যেগুলোকে অধিকাংশ সময় “নশহশীহশয়ন বা দু'টি বিশুদ্ধ গ্রন্থ নামে স্মরণ করা 

হয়) আর যে সমস্ত হাদীছ উক্ত দু'জন ইমাম রিওয়ায়াত করেছেন সেগুলোকে বলা 

. হয় “মুত্তাফাকু ন “আলায়হি” (এই হাদীছগুলো সর্বোত্তম মর্ধাদাসম্পন্ন) সর্বাধিক 

বিশিষ্ট ও উন্নতমানের ।৩ এ দু'টির পর ইমাম মালিকের মুওয়াত্তা', ইমাম 

183805675888458-878-55 

ঢু ্ভলামায়ে সল্ফ, তাষকিরাভু'ল-হুফফাজ ও তা'রীখ-ই-ইব্ন খাল্লিকানের বরাতে । 

২, ফতছুল বারীর মুকান্দিমা, ৪৯২ গৃ.। 

৩. শাহ ওয়ালী উল্লাহ রে) হু'জ্জাতুল্লাহি'ল-বালিগণায় বুখারী ও মুসলিম সম্পর্কে বলেনঃ ১০ ৮০ 
০৮1৮০৯৫5৯০4 ০০ Lage Le চি ও ৪৭ Oot উঠ 
০০ 6০০১ ৬ ৮৪০৭ ৩৬৫১৩১৫4915 (৪৮৮০৪ cd! Sl Sys Lily 
£5 511 ]১ ১০ ০১৪ মুহাদিীন কিরাম এব্যাপারে একমত যে, উক্ত পেরবর্তী পৃ্ঠায় দেখুন ৷) 


| 


৯০ সংগ্রামী সাধকদের ইতিহাস 


নাসাঈ ও ইমাম ইব্‌ন মাজার সংকলনগুলো নিজস্ব অনেকগুলো বৈশিষ্ট্যের কারণে 
সবিশেষ মর্যাদার অধিকারী । পরবর্তীকালের সংশোধনমূলক প্রয়াস ও কর্মকাণ্ডের 
মধ্যে মুহাদ্দিছীন-ই-কিরামের এসব প্রাথমিক মেহনতের বিরাট বড় হিস্যা রয়েছে। 
আজও কোন চিন্তাশীল ও শক্তিশালী সংস্কার আন্দোলন ও ধর্মীয় ইনকিলাব প্রচেষ্টা 
এই কার্যকর সম্পদ-ভাণ্ডারের দিকদর্শন ছাড়া পরিচালিত হতে পারে না এবং তা 
ফলপ্রসূও হতে পারে না। 


ফিকু*হশীস্ত্র সংকলন 

ফিক্‌-হশান্ত্রের সংকলন, মসলা-মাসায়েলের সমাধান তথা ফতওয়ার বিন্যাস 
ইসলামের একটি বাস্তব প্রয়োজনীয় বিষয় ছিল। ইসলাম জাবীরাতু'ল-“আরব 
(আরব উপদ্বীপ) থেকে বহির্গত হয়ে শাম, ইরাক, মিসর, ইরান ও অন্যান্য বিস্তৃত 
ও উর্বর ভূ-খণ্ডে পৌছে গিয়েছিল। ফলে সামাজিকতা, ব্যবসা-বাণিজ্য, রাষ্ট্রীয় 
ব্যবস্থাপনা সব কিছুই বিস্তৃত ও জটিল আকার ধারণ করে । এসব নিত্য নতুন 
অবস্থা ও সমস্যার ক্ষেত্রে ইসলামের মূলনীতির প্রয়োগ ও পথ প্রদর্শনের জন্য 
উন্নত প্রতিভা, যে কোন ব্যাপার উপলব্ধি করবার মত ক্ষমতা, সক্মদর্শিতা, জীবন 
ও সমাজ সম্পর্কে বিস্তারিত জ্ঞান, মানবীয় প্রবৃত্তি ও তার দুর্বলতা সম্পর্কে 
অবহিতি, কওমের অন্তর্গত বিভিন্ন শ্রেণী এবং জীবনের বিভিন্ন বিভাগ ও 
শাখা-প্রশাখা সম্পর্কে জ্ঞান,. ইসলাম পূর্বকালের ইতিহাস ও রিওয়ায়াত এবং 
শরীয়তের রুহ" সম্পর্কে সুস্পষ্ট ধারণা, নবী যুগ ও সাহাবায়ে কিরামের যমানার 
অবস্থাদি সম্পর্কে পূর্ণ অবহিতি এবং ইসলামের মূল জ্ঞানভাণ্ডার (কুরআন, হাদীছ, 
অভিধান ও ব্যাকরণের নিয়মাবলী)-এর ওপর পূর্ণ দখল থাকার প্রয়োজন অবশ্যই 
ছিল। 


ইমাম চ তুষ্টয় ও তাদের বৈশিষ্ট্য 
এটি আল্লাহ্‌র একটি বিরাট দান (ফযল) এবং এই উন্মতের জন্য এক বিরাট 
সৌভাগ্যের ব্যাপার ছিল যে, এই বিরাট ও মহান কাজের জন্য এমন সব লোক 
ময়দানে অবতরণ করেন যাঁরা মেধা ও প্রতিভা, সাধুতা, ইখলাস ও জ্ঞানের ক্ষেত্রে 
ইতিহাসের বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে গণ্য । এঁদের মধ্যে আবার চার ব্যক্তি- ইমাম 
এই দু'টি কিভাবকে ঘৃণা ও অবজ্ঞা করে সে বিদ'আতী এবং মু'মিন দলভুক্ত নয়। 


হাদীছ ও ফিকৃ“হ সংকলন ৯১ 


আবু হানীফা (মৃত্যু ১৫০ হি.), ইমাম মালিক মে. ১৬৯ হি.), ইমাম শাফি'ঈ (মৃ. 
২০৪ হি.) ও ইমাম আহমদ ইব্‌ন হাম্বল (মৃ ২৪১ হি.) ফিক্‌ 'হশাস্তরের চারটি . 
চিন্তামূলক স্কুলের ইমাম ছিলেন। এদের ফিক্‌'হ এই মুহূর্ত পর্যন্ত মুসলিম জাহানে 
গৃহীত ও প্রচলিত । আল্লাহ্‌র সঙ্গে সম্পর্ক, আল্লাহ্‌র জন্যই সব কিছু- এই 
মানসিকতা, আইনের উপলব্ধি, জ্ঞানের মধ্যে মগ্নুতা, নিবিষ্টচিত্ততা ও খিদমত তথা 
সেবার প্রেরণায় ছিল এঁদের হৃদয় ভরপুর । এই মনীষিগণ তাঁদের গোটা জীবন ও 
সমস্ত যোগ্যতা এই মহান উদ্দেশ্য ও এই গুরুত্বপূর্ণ খিদমতের জন্য ওয়াক্‌*ফ করে 
সুখ-শান্তির সঙ্গে কোনরূপ সম্পর্ক রাখেননি । ইমাম আবু হানীফা (র)-কে দু'বার 
বিচারপতির পদ গ্রহণের প্রস্তাব দেওয়া হয়েছিল । তিনি তা গ্রহণে অস্বীকৃতি 
জানান, এমন কি (এই অস্বীকৃতির ফলে) জেলখানায় তার ইনতিকাল হয়। ইমাম 
মালিক রে) একটি মসলা” প্রকাশ করার দায়ে বেত্রদণ্ডে দণ্ডিত হন। ইমাম শাফি'ঈ 
রে) জীবনের একটি বড় অংশ দুঃখ-কষ্ট ও সংকটের মাঝে অতিবাহিত করেন 
এবং নিজের স্বাস্থ্য কুরবান করে দেন। ইমাম আহমদ তৎকালীন হুকুমতের ভ্রান্ত 
প্রবণতা এবং সরকারী মত ও পথের মুকাবিলা করেন এবং স্বীয় মত ও পথ তথা 
আহলে সুন্নাহর তরীকার ওপর পাহাড়ের ন্যায় অটল থাকেন। এঁদের প্রত্যেকেই 
নিজ নিজ ক্ষেত্রে ও বিষয়ে একাকী এত বেশি কাজ করেছেন এবং 
মসলা-মাসায়েল ও বিশ্লেষণের ক্ষেত্রে এমন বিরাট ভাণ্ডার সৃষ্টি করে গেছেন যা 
বড় বড় সুসংগঠিত জামা'আত ও শিক্ষা সংস্থার পক্ষেও সহজসাধ্য নয়। ইমাম 
আবু হানীফা রে) তিরাশি হাযার মসলা নিজ মুখে বর্ণনা করেন যেগুলোর ভেতর 
আটত্রিশ হাঘার "ইবাদতের সাথে এবং পয়তান্লিশ হাযার পারস্পরিক লেনদেনের 
সাথে সম্পর্কিত ৷ ২ 

শামসু'ল-আইন্মা'কারদারী লিখেছেন : ইমাম আবূ হানীফা রে) যে পরিমাণ 
মসলা সংকলন করেছিলেন ভার সংখ্যা হবে ছয় লাখ ।৩ “আল-যুদাওওয়ানা' নামক 
ইমাম মালিক (র)-এর ফতওয়ার সংকলনগ্রন্থে ছত্রিশ হাযার মসলা ছিল। ইমাম 
১ মসলা এই ছিল যে, যবরদস্তিমূলকভাবে বা মজবুর অব য় প্রদত্ত তালাক নির্ভরযোগ্য নয় । এই মসলার 

রাজনৈতিক দিক ছিল এই যে, খলীফাদের জন্য যেই বায়'আত নেওয়া হস্ত তাতে বলা হস্ত $ যদি 

বায়'আত ভাঙা হয় তাহলে বিবি তালাক হয়ে যাবে। যদি মজবুর অবণায় প্রদত্ত তালাক কোন মূল্য 


বহন না করে- তাহলে বায়'আতের হলফনামারও কোন গুরুত্ব থাকে না, থাকে না কোন শক্তি ও 
প্রভাব। এরই ভিত্তিতে হুকুমত ইমাম মালিক (র)-এর ফতওয়ায় অশ্রি হয়ে ওঠে এবং তীর প্রতি রড় 


আচরণ করে। 
২. ফজরপ্ল-ইসলাম (মন্ধীর মানাকি“বে আবী হনীফার হাওয়ালাসহ, পৃ. ৯৬), ২য় খণ্ড, ১৮৮পৃ.। 
৩. সীরাভু'ন-নু'মান (মাওলানা শিবলীকৃত), “ক শলাইদ 'উকু"দু'ল ইক 'য়ান” গ্রন্থের বরাতে। 


৯২ সংগ্রামী সাধকদের ইতিহাস 


শাফি'ঈ (র)-এর “কিতাবু'ল-উন্স” সাতটি বিরাট খণ্ডে বিভক্ত ছিল। আৰু বকর 
খাল্লাল (মৃ. ৩১১ হি.) ইমাম আহমদ (র)-এর মসলা-মাসাইল চল্লিশ খণ্ডে 
সংকলিত করেন।১ 


ইমাম চ তুষ্টয়ের শিষ্য-শাগরিদ ও খলীফাবৃন্দ 
অতঃপর ইমাম চতুষ্টয় এমন বিশিষ্ট সব শিষ্য-শাগরিদ লাভ করেন হীরা এই 
ভাণ্ডার আরও সমৃদ্ধ করেন এবং সেগুলো বিন্যাস ও বিন্যস্তকরণের কাজ অব্যাহত 
রাখেন। ইমাম আবু হানীফা রে)-এর শাগরিদগণের মধ্যে ইমাম আবূ যুসুফ 
(র)-এর মত আইন বিষয়ক প্রতিভা দৃষ্টিগোচর হয়_ যিনি হারনুর-রশীদের বিশাল 
সাম্রাজ্যের কাষীউ'ল-কুযাত (প্রধান বিচারপতি)-এর দায়িত্ব লাভ করেন এবং 
ইসলামী অর্থ ব্যবস্থার মূলনীতির ওপর 'কিতাবু*ল-খারাজ'-এর মত জ্ঞানগর্ত গ্রন্থ 
রচনা করেন। এভাবেই তার শাগরিদ মধ্যে ইমাম মুহাম্মাদ রে)-এর ন্যায় ফকীহ 
ও গ্রন্থ প্রণেতা এবং ইমাম যুফার (রা)-এর ন্যায় সুক্ষদর্শী তার্কিকও ছিলেন, যীরা 
হানাফী ফিকৃ'হকে সমৃদ্ধ ও গৌরবোজ্জ্বল আসনে প্রতিষ্ঠিত করেন। ইমাম মালিক 
(র) ‘আবদুল্লাহ্‌ ইবৃন ওয়াহ্ব, “আবদুর রহমান ইব্নু'ল-কাসিম, আশহাব ইবৃন 
আল-লায়ছীর ন্য্যায় বিশ্বস্ত শাগরিদ ও বিখ্যাত ‘আলিম লাভ করেন, যাদের 
প্রচেষ্টায় মিসর ও উত্তর আফ্রিকায় মালিকী ফিক্‌'হ বিস্তার লাভ করে। ইমাম 
শাফি'ঈ রে) বুওয়ায়তী, মুযানী ও রবী'র ন্যায় পরিশ্রমী ও প্রতিভাবান শাগরিদ 
লাভ করেন যাঁরা শাফি'ঈ ফিক্‌'হ প্রণয়ন ও বিন্যস্ত করেন। ইমাম আহমদ (র)-এর 
' ফিক্'হ ইব্‌ন কু'দামার ন্যায় গ্রন্থকার ও মুহান্কিক “আলিম লাভ করে যিনি 
“আল-মুগ 'নী”র মত “আজীমুস্বান গর্থ প্রণয়ন করেন যা ইসলামী ফিক্‌'হের বিস্তৃত 
ভাণ্ডারে বিশিষ্ট স্থান দখল করে আছে। 


ফিকৃ*হ সংকলনের ফায়দা 

ইসলামের প্রাথমিক শতাব্দীগুলোতে ফিক্‌'হশাস্ত্রের এই সব ইমাম ও 
মুজতাহিদ “আলিম-্উলামার আবির্ভাব এই ধর্মের জীব্নীশক্তি এবং উন্মতের 
কৃতিতৃপূর্ণ কর্মকাণ্ড ও যোগ্যতারই দলীল। তাদের প্রচেষ্টা ও মেধা দ্বারা মুসলিম 
উন্মার কর্মমুখর ও পারস্পরিক লেনদেন সম্পর্কিত জীবনে একটি শৃঙ্খলা ও এক্যের 


১, এই গ্রন্থের নাম আল-জামি“উল-“উলৃম লি ইমাম আহমদ । আবূ বকর খাল্লালের সম্পর্কে জানতে 
শাষ "রাতু'য '_য "হাব ফী আখবার মিনা'য '-য হাব দ্র. ২য় খণ্ড, ৩৬১ পৃ. । 


হাদীছ ও ফিক্‌'হ সংকলন ৯৩ 


সৃষ্টি হয় এবং মানসিক বিক্ষিপ্ততা, সামাজিক বিশৃঙ্খলা ও বিপর্যস্ত অবস্থার হাত 
থেকে এই উন্মাহ রক্ষা পায়। তাঁরা ফিক্‌'হশাস্ত্রের এমন মযবুত বুনিয়াদ কায়েম 
করেন এবং এমন মূলনীতি প্রণয়ন ও বিন্যস্ত করেন যেগুলোর মধ্যে পরবর্তীতে 
আগত মসলা-মাসাইল ও অসুবিধাদির সমাধান এবং সাধারণ ভারসাম্যপূর্ণ 
জীবনকে নিয়মিত ও শর“ঈ নেতৃত্বে নির্দেশনায় পরিচালনা করার পথ-নির্দেশ 


বয়েছে। 


পঞ্চম অধ্যায় 
ইব্‌ন হাম্বল (র) 


এশী-দৰ্শন, তীর সত্তা ও গুণাবলী সংক্রান্ত বাহাছ 


দ্বিতীয় শতাব্দীর প্রথমেই গ্রীক দর্শনের সঙ্গে মুসলমানদের পরিচয় ঘটে। এই 
দর্শন কেবল কতিপয় অনুমান ও কষ্ট-কল্পনার একটা জগা-খিচুড়ি ও শব্দসমষ্টির 
একটি মোহনীয় ইন্দ্রজাল ছাড়া কিছুই ছিল না। না ছিল এর কোন হাকীকত ও 
আসলীরত, আর না ছিল এর কোন বাস্তব ও মৌলিক ভিত্তি। এমনি একটি দর্শনের 
পক্ষে একটি অসীম সত্তার বাস্তবতা ও গুণাবলীর বর্ণনা দেওয়া কি সম্ভব? আল্লাহ্র 
অস্তিত্ব এবং তীর সত্তা ও গুণাবলীর বিষয়টি কোন রাসায়নিক প্রক্রিয়ার মিশ্রণ ও 
যোগফল এবং কোন জ্ঞানগর্ভ সূন্ম আলোচনা ও কষ্ট-কল্পনার বিষয় নয়। এ 
ব্যাপারে মানুষের জ্ঞানের মাধ্যম কেবল আধিয়া “আলায়হিমু'স-সালামের দেয়া 
তথ্য তথা আল্লাহ্‌র প্রেরিত ওয়াহী অর্থাৎ ওয়াহী দ্বারাই কেবল আল্লাহ্‌র সঠিক 
পরিচয় এবং তীর সিফাত বা গুণাবলীর হাকীকত জানা যেতে পারে। মুসলমানদের 
নিকট কুরআন ও হাদীছ আকারে সুদৃঢ় ও সুরক্ষিত জ্ঞান বর্তমান ছিল এবং তাদের 
এই অলাভজনক পেশার (শী সংক্রান্ত বাহাছ-সুবাহাছার) আদৌ কোন প্রয়োজন 
ছিল না। সাহাবায়ে কিরাম, তাবি'ঈন, আই্মায়ে দীন ও মুহাদ্দিছকুল এই পথ ও 
মতের ওপরই কায়েম ছিলেন এবং মুসলমানদের সমগ্র মনোযোগ ইসলামের 
দাওয়াত ও জিহাদ, কর্মজীবনের সমস্যাদির সমাধান, উপকারী ও কল্যাণকর 
জ্ঞানের উদ্ভাবন ও সংকলনকার্ষে ব্যস্ত ছিল। যখন গ্রীক ও সুরিয়ানী গ্রন্থের তরজমা 
হ'ল এবং প্রাচীন ধর্ম ও রাষ্ট্রগুলোর জ্ঞানী-গুণী ও মুতাকান্নিমদের সঙ্গে 
মুসলমানদের মেলামেশা শুরু হ'ল তখন মুসলিম উন্মার সেই অংশটি যারা খুব 
তাড়াতাড়ি প্রভাবিত হবার মত, যাদের মেধা ও ধীশক্তির মধ্যে গভীরতা ও 
পরিপক্তার স্থলে ছিল ভাসা-ভাসা জ্ঞান ও নতুনত্রে প্রতি আকর্ষণ- তারা উক্ত 
চিন্তাধারা, আলোচনা ও বিতর্ক পন্থা দ্বারা প্রভাবিত হয়। এর পরিণামে আল্লাহ 
তা'আলার যাত ও সিফাত তথা তার সত্তা ও গুণাবলী, সেগুলোর পারস্পরিক 
সম্পর্ক, আল্লাহ্‌র কালাম, আল্লাহ্‌র দর্শন, ন্যায়বিচারের সমস্যা, তকদীর ও 
বাধ্যতামূলক ও ইচ্ছাধীন বিষয়াবলী সম্পর্কে এমন সব বিতর্ক ও মসলা-মাসাইলের 


ইমাম আহমদ ইব্‌ন হাম্বল রে) ৯৫ 


সৃষ্টি হয় যা লা ধর্মের দিক দিয়ে জরুরী ছিল, আর না পার্থিব ও জাগতিক দিক 
দিয়েই উপকারী, বরং তা ছিল উন্মার এক্য ও সংহতি এবং মুসলমানদের 
কর্মশক্তির পক্ষে চরম ক্ষতিকর । 


সু'তাধিলাদের উত্থান 

ধৰ্মীয় দার্শনিকদের এই দলের নেতৃত্ব করছিলেন মু'তাধিলারা, ধারা তাদের 
যুগের ‘প্রগতিশীল’ জ্ঞানী ও আবেগোদ্দীপক মুতাকান্লিম ছিলেন। তারা জ্ঞানগত 
আলোচনা-সমালোচনাকে কুফর ও ঈমানের মানদণ্ডে পরিণত করেন এবং 
নিজেদের সমগ্র প্রতিভা ও মেধাকে এসব বাহাছ-মুবাহাছার মধ্যেই নিয়োজিত 
করেন। তীদের প্রতিপক্ষ ছিলেন মুহাদ্দিছ ও ফকীহগণ, যীরা এসব মসলার ক্ষেত্রে 
পূর্ববর্তী বুযুর্গ ও মনীষীদের মতের সমর্থক ছিলেন৷ তারা মুতাকান্লিমদের 
বিতর্কমূলক সুক্ষ্াতিসৃক্ষ বিষয়াবলীকে চরম ক্ষতিকর এবং তাদের টাকা-টিগ্পনীকে 
ভুল ও ভ্রান্ত মনে করতেন। খলীফা হারনুর-রশীদের খিলাফত আমল পর্যন্ত 
মু'তাধিলাদের উত্থান ঘটেনি । খলীফা মা*মুলের যুগে, যিনি গ্রীক দর্শন ও বুদ্ধিবৃত্ত 
দ্বারা প্রভাবিত ছিলেন এবং বিশেষ রকমের প্রশিক্ষণ ও অবস্থার কারণে যার 
মস্তিফগত কাঠামোর সাথে ফু'তাধিলাদের বেশ মিল ছিল- মু“তাধিলাদের উত্থান 
ঘটে। কাযী ইব্‌ন আবী দাউদের বদৌলতেও যিনি “আব্বাসীয় সালতানাতের 
কাষীউ'ল-কুষাত (প্রধান বিচারপতি) ছিলেন এবং মু'তাধিলা মতবাদ ও 
চিন্তাধারার একজন উৎসাহী দা“ঈ ও মুবান্লিগ ছিলেন- মু'তাধিলা মতবাদ 
হুকুমতের পৃষ্ঠপোষকতা ও আনুকূল্য লাভ করে । মামুনের মধ্যে স্বয়ং দা“ওয়াতী 
রুহ", একজন দা'ঈর আবেগ-উদ্দীপনা ও তবলীগী জযবা বর্তমান ছিল। তার 
ভেতর প্রতিভাবান ও ধীশক্তিসম্পন্ন যুবকের তাড়াহুড়ো স্বভাব» এবং স্বৈরাচারী 
একনায়কের জিদ- দু'টোরই সমাবেশ ঘটেছিল । তীর দরবার ও মেযাজ-মর্জিরি 
ওপর সু'তাষিলা মতবাদ আসন গেড়ে বসেছিল। 

খাল্ক'-ই-কুরআনের ‘আকীদা সে সময় মু'তাষিলাদের পরিচিতি এবং কুফ্র 
ও ঈমানের মাপকাঠিতে পরিণত হয়ে গিয়েছিল। মুহাদ্দিছীন কিরাম এই মসলার 


১. একবার তিনি হযরত “আলী (রা)-এর ফযীলতের প্রকাশ্য ঘোষণা দেন যার জন্য বেশ 


সৃষ্টি হয়। একবার তিনি মুত'আ বিয়ে জায়েয বলে এলান করেন। এর্পর 
কাযীউ’ল-কুযাত য়া ইব্‌ন আকছাম তীকে জ্ঞানগর্ভ আলোচনার মাধ্যমে বুঝিয়ে 
একে হারাম ঘোষণা করেন। 


২. খাল্‌ক'-ই-কুরআন সংক্রান্ত আলোচনা ও বিতর্ক একটি বিশেষ জ্ঞানগর্ভ দার্শনিক আলোচনা যার 
মস্তিফজাত প্রভাবে (যেমন কতক সু'তাযিলাবাদী এঁতিহাসিক স্বীকার করেছেন) (পরবর্তী পৃষ্ঠায় দেখুন 


৯৬ সংগ্রামী সাধকদের ইতিহাস 


ক্ষেত্রে মু'তাধিলাদের প্রতিদ্বন্দ্বী ও প্রতিপক্ষ ছিলেন এবং তাদের পক্ষ থেকে ইমাম 
আহমদ ইব্‌ন হাম্বল (র) এই মসলা-সংক্রান্ত যাবতীয় ঝুঁকি বুক পেতে 
নিয়েছিলেন । 


ইমাম আহ্মদ ইবন হাম্বল রে) 

ইমাম আহমদ ইবন হাম্বল রে) ১৬৪ হিজরীর রবী“উ“ল-আওয়াল মাসে 
বাগদাদে জন্যগ্রহণ করেন। তিনি নির্ভেজাল আরব বংশোদ্ভুত এবং শায়বানী 
গোত্রের লোক ছিলেন। ধৈর্য, মনোবল, সাহস, দৃঢ়তা ও অটুট সংকল্প ছিল এই 
গোত্রের এঁতিহাসিক বৈশিষ্ট্য 1১ তীর দাদা হাম্বল ইব্‌ন হেলাল বসরা থেকে 
খুরাসানে স্থানান্তরিত হন ৷ উমায়্যা হুকুমতে তিনি সারাখ্স এলাকার শাসনকর্তাও 
ছিলেন। কিন্তু “আব্বাসীয়রা যখন আহলে বায়ত ও বনী হাশিম-এর নামে খুরাসানে 
তাদের দাওয়াতের বিস্তার ঘটায় তখন তিনি এই দাওয়াতের প্রতি সহানুভূতিশীল 
হন। ইমাম আহমদের মাতা যখন মার্ভ থেকে বাগদাদ আগমন করেন তখন তিনি 
মাতৃগর্ভে ছিলেন। জন্মের পূর্বেই পিতা ইনতিকাল করেন। মাতা তাকে অত্যন্ত 
সাহসিকতা ও মনোবলের সঙ্গে লালন-পালন করেন। জীবিকা নির্বাহের জন্য 
নামকা-ওয়ান্তে সামান্য স্থাবর সম্পত্তি ছিল। এসব অবস্থা তার ভেতর ধৈর্য, 
সহনশীলতা, অটুট মনোবল ও আত্মবিশ্বাসের ন্যায় অমূল্য গুণাবলীর সৃষ্টি করে। 
তিনি শৈশবেই কুরআন মজীদ হেফ্জ করেন এবং ভাষা শিক্ষা করেন। অতঃপর 
একটি দফতরে কাজ নেন। লেখা ও রচনার অনুশীলনীই ছিল এর মুখ্য উদ্দেশ্য । 
মৌলিকতু ও যোগ্যতার ‘আলামত শৈশব থেকেই তীর মধ্যে পরিস্ফুট ছিল। তার 
চাচা বাগদাদের সংবাদলিপিকার ছিলেন। খলীফার অবর্তমানে তিনিই চিঠি-পত্রাদি 
লিখতেন এবং সংবাদাদি প্রেরণ করতেন। একবার তিনি একটি লিখিত লিপি তার 
অল্প বয়সী ভাতিজার হাতে সোপর্দ করেন এবং নির্দিষ্ট এক ব্যক্তিকে তা পৌছে 
দেওয়ার জন্য বলেন। তিনি (ইমাম আহমদ) এই ধারণায় যে, এর ভেতর সম্ভবত 

৮ ১৯০১ 


কালাম হবার ‘আকীদা দুর্বল হয়ে যায়। মুহাদ্দিছীন কিরাম মু'তাধিলাদের সে সব ব্যাখ্যাকে 
গলদ ভব উতর জন 5৮ বিরোধিতা 


হুকুমতের পৃষ্ঠপোষকতাই মু'তাধিলা মতবাদ ও চিন্তাধারা খোদ মু'তাধিলাদের অধঃপতনের কারণ হয়। 
১. সিদ্দিকী খিলাফতের প্রখ্যাত সিপাহসালার মুছান্না ইব্‌ন হারিছা (রা)-র সম্পর্ক এই গোত্রের সঙ্গেই ছিল। 


ইমাম আহমদ ইব্‌ন হাম্বল রে) ৯৭ 


বাগদাদবাসী সম্পর্কে অভিযোগ ও গোয়েন্দা রিপোর্ট রয়েছে, লিপিটি দজলা 
(টাইঘ্রীস) নদীতে নিক্ষেপ করেন। যখন তিনি দফতরে চিঠি- পত্রাদি লেখার 
অনুশীলন করতেন তখন বহু মহিলা, যাদের স্বামী খলীফা হারুনুর রশীদের সঙ্গে 
ফৌজে বাইরে গিয়েছিল, তীকে দিয়ে চিঠি-পন্র পড়িয়ে নিত এবং জওয়াবও 
লিখিয়ে নিত। তিনি তাদের চিঠিপত্র লিখে দিতেন, কিন্তু যে সব চিঠির 
বিষয়বস্তুকে তিনি শরীয়তের কিংবা শালীনতার পরিপন্থী মনে করতেন- তা 
লিখতেন না। তাঁর তাকওয়া ও পবিত্রতা, যোগ্যতা ও মৌলকত্রে চিহ্ন দৃষ্টে সে 
যুগের একজন জ্ঞানী ব্যক্তি হাঁয়ছাম ইবন জামীল) বলেছিলেন যে, যদি এই যুবক 
বেঁচে থাকে তাহলে যুগের অধিবাসীদের জন্য স্বয়ং একটি দলীল হবে।১ 

ধর্মীয় “ইল্ম-এর ভেতর তিনি হাদীছের দিকে বিশেষ মনোযোগ দেন। 
সর্বাগ্রে কাষী আবু যুসুফ (র) থেকে হাদীছ লিপিবদ্ধ করেন ।২ অতঃপর চার বছর 
নিকট মৃত্যু ১৮২ হি.৩) শিক্ষা গ্রহণ করেন। এই সময় হাদীছের মশহুর ইমাম 
‘আবদুর রহমান ইব্‌ন মাহদী, আবু বক্র ইব্‌ন ‘আয়্যাশ €র) প্রমুখ থেকেও তিনি 
শিক্ষা গ্রহণ করেন। স্বীয় লক্ষ্যে তিনি কতখানি দৃঢ় ও তৎপর ছিলেন তা তীর 
মৌখিক উক্তি থেকেই পরিমাপ করা যায়। একদা তিনি বলেছিলেন ঃ আমি কোন 
কোনদিন হাদীছ শুনবার জন্য এত ভোরে শব্যা ত্যাগ করতাম যে, আমার মা 
আমার কাপড়ের প্রান্ত ধরে বলতেন ঃ কিছুটা অপেক্ষা কর, অন্তত আযান হয়ে 
যাক এবং চারদিক কিছুটা ফর্সা হয়ে উঠুক ৷ 

বাগদাদে শিক্ষা সমাপ্তির পর তিনি বসরা, হিজায, য়ামান, শাম ও জযীরা 
সফর করেন এবং এর প্রতিটি স্থান থেকেই হাদীছের সবক গ্রহণ করেন। 

১৮৭ হি. তে হিজাষে ইমাম শাফি'ঈ (র)-এর সঙ্গে তার মোলাকাত হয়৷ 
এরপর বাগদাদে দ্বিতীয়বার মোলাকাত হয় যখন তিনি তার উসুল (মূল নীতি) ও 
ফিকৃ'হসহ অনেক কিছুই সংকলন ও সম্পাদন করে ফেলেছিলেন । ইমাম আহমদ 
(র) তখন বেশ পাকাপোক্ত হয়ে উঠেছিলেন । ইমাম শাফি'ঈ রে) হাদীছের সুস্থতা 
ও অসুস্থতার ব্যাপারে অধিকাংশ সময় তীর ওপর নির্ভর করতেন এবং বলতেন £ 
মুহাদ্দিছীনের নিকটে যে হাদীছটি বিশুদ্ধ ও সঠিক মনে হয় আমাকে সেটি বলে 
দেবেন, আমি তাই ইখতিয়ার করব । 

১. তারীখ-ই-হাফিজ যাহাবী (তেরজমা-ইমাম আহমদ আহমদ ইব্‌ন হাঘল)। 2 
২. মানাকিব লি ইব্‌ন আল-জাওযী, ২৩ পৃ. 

৩. ওঁ, ২৩পৃ.। 

সংগ্রামী সাধক-(১ম)-৭ 


৯৮ সংগ্রামী সাধকদের ইতিহাস 


তিনি জরীর ইব্‌ন “আবদুল হামীদ-এর নিকট থেকে হাদীছ শুনবার জন্য ‘রে’ 
(বর্তমান ইরানে) যাবার নিয়ত করেন । কিন্তু ব্যয় সংকুলানের মত অর্থ না থাকায় 
যেতে পারেননি । তিনি বলতেন, “আমার নিকট যদি ৯০টি দিরহামও থাকত তা 
হলেও আমি চলে যেতাম ৷” হাদীছ অনুসন্ধানের ব্যাপারে তীর উচ্চ মনোবলের 
পরিচয় এ থেকেও পাওয়া যাবে যে, ১৯৮ হি.-তে তিনি হজ্জের উদ্দেশ্যে হিজায 
নিকট হাদীছ শুনবার জন্য য়ামানের সানন‘আ নামক স্থানে গমনের নিয়ত করেন 
এবং সহপাঠী ইয়াহয়া ইব্‌ন মা'ঈন-এর সঙ্গে এ বিষয়ে আলোচনা করলে তিনিও 
এ একই সংকল্প নেন। উভয়ে মক্কা গমন করেন। তারা তাওয়াফে কদূম 
করছিলেন। এমন সময় হঠাৎ ‘আবদুর রাযযাক ইব্‌ন হুমাম তীদের দৃষ্টিপথে 
পতিত হন। ইব্‌ন মাঈন তীকে চিনতেন। তিনি সালাম পেশ করেন এবং ইমাম 
আহমদকে তীর সাথে পরিচয় করিয়ে দেন। তিনি তাঁর. জন্য দু'আ” করেন এবং 
বলেন, “আমি তীর খুব ত"রীফ শুনেছি।” ইয়াহয়া ইব্‌ন মাঈন বলেন, “আমরা 
আগামীকাল আপনার খিদমতে হাযির হব এবং আপনার থেকে হাদীছ শুনব।” 
কেন ওয়াদাবদ্ধ হলে?” ইব্‌ন মাঈন বলেন, “হাদীছ শোনার এই সুযোগ পাওয়ার 
জন্য আল্লাহ্র শুকরিয়া আদায় কর। কেননা তিনি তোমাকে গমনে এক মাসের 
দীর্ঘ সফর ও প্রত্যাবর্তন আরো এক মাসের দীর্ঘ সফর এবং সেই সাথে বিরাট 
অংকের অর্থ ব্যয়ের হাত থেকে বাঁচালেন এবং শায়খকে এখানেই পৌছিয়ে 
দিলেন।” ইমাম আহমদ উত্তরে বলেন, “আল্লাহ্‌র নিকট আমি লজ্জাবোধ করছি 
এই ভেবে,যে, হাদীছের জন্য সফরের নিয়ত করলাম, আবার তা ভেঙেও 
ফেললাম । আমরা নিশ্চয় য়ামান যাব এবং সেখানে গিয়েই হাদীছ শুনব।” অনভ্তর 
তিনি হজ্জ উদ্‌যাপনের পর সান'আ গমন করেন এবং যুহরী ও ইবনু’ল-মুসায়্যিবের 
রিওয়ায়াতসমূহ যো তিনি ইতোপূর্বে শোনেন নি) সেখানেই শ্রবণ করেন। ১ 

উন্নত মনোবল, কঠোর পরিশ্রম, দীর্ঘ সফরের কষ্ট-সহিষ্কৃতা এবং অতুলনীয় 
স্বৃতিশক্তির ফলে তীর দশ লক্ষ হাদীছ মুখস্থ ছিল। বিস্তৃত জ্ঞান ও প্রখর স্মৃতিশক্তির 
অধিকারী হওয়া সত্বেও তিনি ইমাম শাফি" রে)-এর ফিক্'হশাস্ত্র সম্পর্কিত জ্ঞান, 
মসলা ও তার সমাধান খুঁজে বের করবার পদ্ধতি ও অন্যান্য মেধা দ্বারা প্রভাবিত 
ছিলেন। তিনি বলতেন 8 435১০ ০3০1১ ১ (আমার চোখ তার মত আর 


১. ইবৃন কাছীর ও ইবৃন জীওষী। 


ইমাম আহমদ ইব্‌ন হাম্বল (র) ৯৯ 


গউকে দেখেনি)। তিনি তীর (ইমাম শাফি'ঈর) কাছ থেকে ইজতিহাদের উসূল 
থা মূলনীতি আয়ত্ত করেন এবং এ ব্যাপারে যোগ্যতা ও পরিপকৃতা অর্জন 
॥রেন। শেষাবধি তিনি এই উম্মতের নামকরা সেই সব মুজতাহিদের মধ্যে 
রিগণিত হন ধাদের ফিক্‌-হু আজও মুসলিম বিশ্বে জীবিত ও প্রচলিত ইমাম 
(ফি'ঈ রে)-ও তীর গুণের বড় কদর করতেন এবং স্বীকৃতি দিতেন। বাগদাদ 
থকে যাবার সময় তিনি বলেছিলেন ৪ 
+ ds cl or Gl 5৪51 062 ০০19 Lay 81427 ০০ সী 
অর্থাৎ “আমি এই অবস্থায় বাগদাদ পরিত্যাগ করছি যে, এখানে আহমদ ইব্‌ন 
হাম্বল অপেক্ষা অধিক মুত্তাকী ও ফকীহ আর কেউ নেই।” 
চল্লিশ বছর বয়সে সম্ভবত ২০৪ হিজরীতে তিনি হাদীছের দর্স প্রদান 
চরতে শুরু করেন। এটিও তীর সুন্নতের প্রতি পূর্ণ আনুগত্যের পরিচায়ক ছিল যে, 
উনি চল্লিশ বছর বয়সে- যা নবুওত লাভের বয়স হিসাবে খ্যাত- প্রচার শুরু 
চরেন।৯ প্রথম থেকেই তীর দর্স মাহফিলে ছাত্র ও শ্রোত্বৃন্দের প্রচণ্ড ভীড় হ'ত। 
কতক বর্ণনাকারীর মতে তীর দর্স মাহফিলের শ্রোতার সংখ্যা প্রায় পাচ হাযার 
সত যাদের ভেতর লেখকের সংখ্যাই হ’ত পাচ শতের মত । তীর দর্স মাহফিল 
[বই মর্যাদাপূর্ণ ও গষ্ঠীর হ'ত । কেউ সেখানে খেল-তামাশার কথা কিংবা হাক্কা ও 
টুল কাজ-কর্ম- যা হাদীছের মর্যাদার খেলাফ- কখনো করতে পারত না। তাঁর 
(জলিসে আমীর-উমারা ও দুনিয়াদার লোকদের তুলনায় গরীব ও দীন-দরিদ্ব 
লাকদের অধিকতর সন্মান ও মর্যাদা ছিল। “আল্লামা যাহাবী ইমাম আহমদের 
একজন বন্ধু ও সমসাময়িকের বর্ণনার উদ্ধৃতি দিয়ে বলেন ৪ 
LL SS 401 ০ এ] ule বল Sel ml এষ 38881151701 
/0৫৪- ১৯০1০০31151 হও 004৩ — LEAT JA tye lets — peal! 
১০ Lidl ales চে একী 1] ০5115 LAS ০৬৫৯০ ৮০141 ০৪১৪ 
+ Js ৪০৯ নত ৮০ 
ইমাম আহমদের দর্সের মজলিসে গরীবের যে সম্মান ও মর্যাদা আমি 
দেখেছি- তা অন্য কোথাও দেখিনি। তিনি সর্বদা গরীবের প্রতি মনোযোগী 
থাকতেন এবং আমীর-উমারাকে উপেক্ষা করতেন । তিনি হিস্থল্ম (ভদ্রতা, 
নম্রতা ও দয়া)-এর অধিকারী ছিলেন! তীর মেযাজে তাড়াহুড়ো ছিল না। 
অত্যন্ত বিনয়ী ও নম্র মেযাজের ছিলেন তিনি। তৃপ্তি ও মর্যাদা তার চেহারায় 
পরিস্ফুট ছিল। “আসরের পর যখন তিনি দর্স প্রদানের জন্য বসতেন- 
, মুহাম্মদ আবু যাহরাকৃত, ইবৃন হাম্বল, ৩৩-৩৪ পৃ. । 


১০০ সংগ্রামী সাধকদের ইতিহাস 


যতক্ষণ না তাকে প্রশ্ন করা হ'ত-- ততক্ষণ তিনি কোন আলোচনা করতে 

না।৯ 
তাওয়াক্লুল ও অল্পে তুষ্টির জীবন। তার এই দারিদ্র্য ছিল ইচ্ছাকৃত। তি 
তত্কালীন কোন খলীফা কিংবা সুলতানের কোন দান গ্রহণ করেননি । তী 
সন্তানেরা কখনও এই বিষয়টির ওপর আলাপ-আলোচনা করতে চাইলে তি 
বলতেন ঃ এই মাল হালাল, এর দ্বারা হজ্জ করাও দুরস্ত; একে আমি হারাম মা 
করে নয়, বরং অধিকতর পরহেযগারী ও সতর্কতার কারণেই পরিত্যাগ করি 
তিনি পরিশ্রম করে কিংবা পিতা ও পিতামহের স্থাবর ও অস্থাবর সম্পত্তির আ 
দ্বারা জীবিকা নির্বাহ করতেন। এইরূপ দারিদ্র্য ও কষ্টেসৃষ্টের জীবন সত্তেও তা 
অত্যন্ত দানশীল, মুক্তহস্ত ও উন্নত মনোবলের অধিকারী ছিলেন। তিনি বলতেন 
যদি সারা দুনিয়া গুছিয়ে এসে একটি লুকমায় (গ্রাসে) পরিণত হয় এবং সে 
লুকমাটি কোন মুসলমানের হাতে হয়, আর সেই সুসলমানটি উক্ত লুকমা অপ 
কোন মুসলমানের মুখে রেখে দেয়, তাহলে তা কোন মাত্রাধিক কাজ হবে না 
তিনি কেবল সম্পদের বেলায়ই নয়- বরং নিজের ব্যক্তিসত্তা সম্পর্কেও খুবই উদা: 
ও উন্নত মানসিকতার অধিকারী ছিলেন। একবার এক লোক তাঁকে খুব বকা-ঝব 
করে। কিন্তু অল্গক্ষণ পরেই সে লঙ্জিত হয় এবং তীর কাছে এসে ক্ষমা প্রার্থ 
করে। তখন তিনি বলেন £ যেখানে এই কথা হয়েছিল সেখান থেকে কদম ওঠাবা 
পূর্বেই আমি তোমাকে মাফ করে দিয়েছি। খাল্ক--ই কুরআনের ফিতনায় সক 
দুশমনকে, এমন কি সে যুগের খলীফা, যার নির্দেশে তিনি কঠোরতম সাত 
' পেয়েছিলেন- তাকেও ক্ষমা করে দেন। তিনি বলতেন £ আমি বিদ'আতের দিহে 
ক্ষেত্রে শরীক ছিল- তারাও আমার অভিযোগ থেকে মুক্ত। তিনি বলতেন 
“তোমাদের এতে কি লাভ যে, তোমাদের কারণে কোন মুসলমানকে কষ্ট দেওয় 
হয়?” 

এত সব কামালিয়াত ও গুণাবলীর অধিকারী হওয়া সত্তেও কোনরূপ গর্ব 
বাক্য তার মুখ দিয়ে উচ্চারিত হস্ত না। তীর সঙ্গী ইয়াহইয়া ইব্‌ন মাঈন বলেন 
0515 ১৯২] iw ০5 বাসী ০2৯ ০৪ ৬০৯ এত একা 05 

+ His 0১০৯1 ০০ লিও SS a te 


১. তরজমাতু*ল-ইমাম, ৩৫ পৃ. । 


ইমাম আহমদ ইব্‌ন হাম্বল (র) ১০১ 


আমি আহমদ ইব্‌ন হাম্বলের মত কোন লোক দেখিনি । আমি পঞ্চাশ বছর 

তীর সঙ্গী ছিলাম । তিনি কখনো আমাদের সামনে নিজের যোগ্যতা ও শ্রেষ্ঠত্ব 

নিয়ে গর্ব করেন নি 1১ 

তীর বিনয় ও নিজেকে প্রচ্ছন্ন রাখবার অবস্থা ছিল এই যে, যদিও তিনি উচ্চ 
হশীয় আরব ছিলেন (এটা সে যুগে একটা বিরাট গর্বের বিষয় ছিল), তবু তিনি এ 
বয়ে আলাপ-আলোচনা মোটেই পছন্দ করতেন না। “আল্লামা যাহাবী তার 
কজন সমসাময়িক ‘আলিম আবু নু'মান থেকে উদ্ধৃতি দিয়ে বলেন, “আহমদ 
'বৃন হাম্বল আমার নিকট তাঁর খরচের টাকা রেখে দিয়েছিলেন এবং আবশ্যক মত 
উনি তা থেকে নিতেন। একদিন আমি তাঁকে বললাম ৪ আবু “আবদুল্লাহ! আমি 
জনেছি যে, আপনি আরব। তিনি জওয়াব দিলেন ৪ [৬৪ ৮১1০৮৯৮১103] 12 
১4... ওহে আৰু নু'মান। আমরা বিত্তহীন গরীব মানুষ । আমি তাকে এ ব্যাপারে 
মনেক জিজ্ঞাসাবাদ করলাম, কিন্তু তিনি বরাবরই উত্তর এড়িয়ে গেলেন, এমন কি 
কান উত্তরই দিলেন না।” 

খালুক-ই-কুরআনের ফিতনায় তীর দৃঢ়-চিত্ততার কারণে গোটা মুসলিম 
দ্লাহানে তীর ধর্মপরায়ণতার খ্যাতি ছড়িয়ে পড়ে । লোকে তার প্রশংসা করত এবং 
টার দু'আ নিত। এতদৃসত্তেও তিনি নিজ সত্তা সম্পর্কে সর্বদা ভীত থাকতেন। 
মুরূধী বলেন £ একদিন আমি তাঁকে বললাম যে, আপনাকে উপলক্ষ করে 
যাপকভাবে দু'আ হচ্ছে। তিনি বললেন ৪ না জানি ইস্তিদরাজ২ হয়, এই আমার 
মাশঙ্কা। কেন, তুমি এটা কিভাবে বললে? আমি বললাম £ তরতাউস থেকে এক 
ব্যক্তির আগমন ঘটেছে। সে বলেছে, “আমরা রূম দেশে জিহাদ করছিলাম ৷ 
বাত্রের নীরবতার মাঝে আহমদের জন্য দু'আর শব্দ ভেসে এল। কেউ যেন 
বলছে, আহমদের জন্য দু'আ কর । আমরা ইমাম আহমদের পক্ষ থেকে নিয়ত 
করে মিনজানীকও চালাতাম। একবার এমন হ’ল যে, শক্রপক্ষীয় এক লোক 
কেল্লার দেওয়ালের ওপর দীড়িয়েছিল এবং তার ঢালকে আড়াল বানিয়ে 
রেখেছিল। আহমদের পক্ষ থেকে নিয়ত করে আমি মিনজানীক চালালাম । সঙ্গে 
মজে এ লোকটির মাথা ও ঢাল উড়ে গেল।” এই কথা শুনে ইমাম আহমদ 
রে)-এর চেহারা পরিবর্তিত হয়ে যায়। তিনি বন্ধে ওঠেন £ আল্লাহ করুন, এ যেন 
ইস্তিদরাজ না হয়! 
১, হি'লয়্যাতু'্ল-আওলিয়া, টম খণ্ড, ১৮১ পূ. । 


য়া, ৯ম 
২ আল্লাহ্র তরফ থেকে টিলা ও অবকাঁশপ্রাপ্ত কোন অধ্ধিয় বদ 'আকীদাসম্পন্ন লোকের কারামত 
ও র প্রকাশ । 


১০২, সংগ্রামী সাধকদের ইতিহাস 


একবার একজন “ঈসায়ী (খৃষ্টান) চিকিৎসক তীর চিকিৎসার জন্য আসেন 
চিকিৎসক বললেন £ আমি কয়েক বছর যাবত আপনার যিয়ারত লাভের প্রত্যাঃ 
ছিলাম । আপনার জীবন কেবল ইসলামের জন্য লয়, বরং গোটা সৃষ্টজগতের জন 
কল্যাণ ও বরকতের কারণ । আমাদের সকল বন্ধু-বান্ধব আপনার ওপর খুব খুশি 
মুরূযী বলেন যে, সে যখন চলে গেল তখন আমি আরয করলাম £ আমার ধারণ 
যে, গোটা ইসলামী বিশ্বে আপনার জন্য দু'আ হয়ে থাকে । তিনি বললেন, “ভাই 
মনুষের সামনে যখন তার নিজস্ব হাকীকত দিবালোকের ন্যায় উদ্ভাসিত হয়ে যায়- 
তখন যে যা-ই বলুক- সে প্রতারিত হয় না।”১ 
আল্লাহ্‌ তা'আলা তাঁকে বিনয় ও দারিদ্র্যের সাথে এই পরিমাণ প্রভাব ও মর্যাঃ 
দান করেছিলেন যে, সরকারী কর্মকর্তাবৃন্দ ও সিপাহীরাও তাকে দেখে ভীত-সন্ত্র 
হয়ে পড়ত এবং তাকে সম্মান ও শ্রদ্ধা প্রদর্শনে বাধ্য হ'ত। তার এক সমসাময়িব 
বলেন £ আমি ইসহাক ইবৃন ইব্রাহীম (নায়েব বাগদাদ) ও অমুক অমুক শাসকে 
নিকট গিয়েছি। কিন্তু আমি ইমাম আহমদ ইবন হাম্বলের চেয়ে অধিক প্রভাবশাল 
ও প্রতাপাবিত আর কাউকে পাইনি । আমি একবার একটি মসলা নিয়ে তীর সঙ্গে 
আলোচনা করতে যাই | আমার ওপর তার ভয়াবহ ব্যক্তিত্বের এমনই প্রভাব পে 
যে, আমি ভীত হয়ে পড়ি । তীর যুগের সকল নিষ্ঠাবান লোক তাঁর মর্যাদার স্বীকৃতি 
দিত এবং তাকে সমীহ করত । সে যুগের 'আলিম-“উলামা ও ইমামগণ তীর গভীর 
ও বিস্তৃত জ্ঞানের কথা স্বীকার করতেন। মশহুর মুহাদ্দিছ ইবরাহীম আল-হারব 
বলেন ঃ 
০৫1৩8111541 তব] ০০৫ আনা ও এস mua ally 
+ পক এও Lila 0৬৪৭ da JS ০০ ০৪০০৬ 
আমি আহমদ ইবৃন হান্বলকে দেখেছি। মনে হ’ত যেন আল্লাহ তা'আলা 
তাঁর বক্ষে পূর্ববর্তী ও পরবর্তী সকল প্রকার জ্ঞান জমা করে দিয়েছেন। 
তিনি যা চাইতেন, প্রকাশ করতেন আর যা চাইতেন, বুকের মাঝে লুকিয়ে 
রাখতেন।২ 
ইমাম আহমদের যুহ্দ ছিল প্রবাদবাক্যের মত। খলীফা মামুন, ফু'তাসিম ও 
ওয়াছিকের যুগ তার জন্য এই দিক দিয়ে পরীক্ষার ছিল যে, এই তিনজনই ভার 
জীবনের বৈরী ছিলেন। মুতাওয়ার্কিলের যুগও এই হিসাবে পরীক্ষার ছিল যে, 


১. তরজমাতু'ল-ইমাম আহমদ যোহাৰী), ২২২৭ 
২. মানাকি ‘ব ইবন জাওযী, মানাকি 'ব হাফিজ , ভাবাক'াত ইবনুস্প- সুবকী। 


ইমাম আহমদ ইব্‌ন হাম্বল (র) ১০৩ 


খলীফা তীর ভক্ত ও নেহায়েত কদরদান ছিলেন। তার নিকট এই যুগের পরীক্ষাটা 
ছিল আরও কঠিন ও শক্ত ধরনের এবং এর থেকে তিনি বেশি ভীত থাকতেন। 
কখনো কখনো বলতেন যে, ওদের দেয়া কষ্ট ও শাস্তি সত্বেও আমার দীন ছিল 
নিরাপদ । এখন বৃদ্ধকালে এই দ্বিতীয় পরীক্ষার মাঝে নিক্ষিপ্ত হয়েছি। কিন্তু 
মাঝে কোন পার্থক্য সৃষ্টি করতে পারেনি, ঠিক তেমনি খলীফা মুতাওয়াক্কিলের 
ভক্তি-শ্রদ্ধাও তীর পার্থিব অনীহা ও আল্লাহ্‌র প্রতি তাওয়ান্ধুলের ভেতর কোন 
পরিবর্তন আনতে সক্ষম হয়নি। একবার খলীফা মুতাওয়াক্কিল টাকা ভর্তি একটি 
বিরাট থলি খচ্চরের পিঠে চাপিয়ে তার কাছে পাঠিয়ে দেন। তিনি পরিফার ভাষায় 
তা গ্রহণ করতে অস্বীকার করেন এবং বলেন ৪ এতে আমার কোন প্রয়োজন নেই। 
আনয়নকারী বলল যে, ফেরত দেওয়া ঠিক হবে না। কেননা অনেক কষ্টে খলীফার 
মনকে আপনার সম্পর্কে বিদ্বেমুক্ত করা গেছে। অস্বীকৃতির ফলে পুনরায় তার 
মনে খারাপ ধারণা বাসা বাঁধতে পারে । তিনি থলি এক জায়গায় রেখে দেন। 
গভীর রাতে তিনি তার চাচাকে ডেকে পাঠান এবং বলেন £ এই থলির কারণে 
সারা রাত আমার ঘুম হয়নি। আমি ও নিয়ে খুব বিব্রত ও পেরেশানির মধ্যে 
আছি। তিনি আরও বলেন ৪ এখন রাত্রি অর্ধেক, লোকজন ঘুমে বিভোর; সকালে 
আপনার যা ভাল মনে হয় করবেন। সকালেই তীর চাচা কতক বিশ্বস্ত ও 
জানাশোনা লোককে ডেকে আনেন এবং নেককার ও দরিদ্র লোকদের একটি 
তালিকা তৈরি করে সমুদয় অর্থ-কড়ি তাদের মধ্যে বিতরণ করে দেন। এমন কি 
থলিটিও একজন দুঃস্থ লোককে দান করেন। ১ 

খলীফা মুতাওয়াক্কিলের নির্দেশ ও পীড়াপীড়িতে কিছুদিনের জন্য তিনি সেনা 
ছাউনিতে অবস্থান করেন। সে সময় তিনি শাহী মেহমান ছিলেন। দৈনিক তাঁর 
জন্য যে খাবার আসত তার মূল্য ছিল আনুমানিক এক শ’ বিশ দিরহাম, অথচ 
কোনদিনই তিনি সে খাবার গ্রহণ করেননি । তিনি অব্যাহতভাবে রোযা রাখতে 
থাকেন। একাদিক্রমে তিনি আট দিন পর্যন্ত রোযা রাখেন। ফলে তিনি খুবই দুর্বল 
হয়ে পড়েন। যদি সত্বর তিনি বিদায়ের অনুমতি না পেতেন তাহলে সে যাত্রা তীর 
জীবন বাচানোই কঠিন হয়ে পড়ত।২ তীর পুত্র ‘আবদুল্লাহ বলেন, “আমার পিতা 
ষোল দিন সেনা ছাউনিতে ছিলেন। তিনি এই সময়ে প্রয়োজনের এক-চতুর্থাং 
ছাতু খেয়ে থাকতেন। তাঁর চোখে কাল দাগ পড়ে গিয়েছিল ।” মুতাওয়াক্কিলের 


১, তরজমাতু'ল-ইমাম আহমদ, হাফিজ যাহাবীকৃত, ৬০ পৃ 
২. প্রাগুক্ত ৬১ পৃ 


১০৪ সংগ্রামী সাধকদের ইতিহাস 


পীড়াপাড়িতে তার সন্তানদের জন্যও শাহী ভাতা নির্ধারিত হয়েছিল। তবে এ 
ক্ষেত্রে তিনি দারুণ সতর্ক ছিলেন। তীর পুত্র বলেন ঃ প্রথমে তো আমার পিতা 
কখনো কখনো আমাদের এখান থেকে দরকারী জিনিস চেয়ে নিতেন। কিন্তু যখন 
থেকে শাহী অর্থ আমাদের ঘরে আসতে শুরু করল তখন তিনি আর কোন 
জিনিসই আমাদের কাছ থেকে চেয়ে নেননি। একবার ডাক্তার তাকে কচুর পানি 
খাওয়ার পরামর্শ দেন। লোকেরা বলেন, “এটি সালেহ (ইমাম আহমদের পুত্র)- 
এর চুলা থেকে পাকিয়ে নাও। চুলা এখনও গরম আছে।” তিনি তাতে অস্বীকৃতি 
জানান।১ অবশেষে শুধু নিজের সতর্কতাই তিনি যথেষ্ট মনে করেননি। সালেহ 
বলেন $ তিনি আমাকে একদিন বললেন, “সালেহ! আমার মন চায় যে, তোমরা 
এই শাহী উপঢৌকন নেওয়া একেবারে বন্ধ করে দাও। কেননা আমার কারণেই 
তোমরা এসব পাচ্ছ।” | 

৭৭ বছর বয়সে তিনি রোগাক্রান্ত হন। শুশ্ষাকারী ও দর্শনার্থীদের ভীড় এত 
বেশি ছিল যে, তাদের দ্বারা ঘর সব সময় ভরে থাকত একদল গেলে আর একদল 
আসত, এমন কি রাস্তা-ঘাটও থাকত জনাকীর্ণ। নয় দিন তিনি অসুস্থ ছিলেন। 
ভীড় ক্রমাগত বাড়তে থকে। বিষয়টি সুলতানের কর্ণ গোচর হলে তিনি দরজা ও 
গলিতে পুলিশ পাহারার ব্যবস্থা করেন। তিনি যাতে প্রতিনিয়ত ইমামের শারীরিক 
অবস্থা সম্পর্কে খোজ-খবর রাখতে পারেন সেজন্য একজন লোক নিয়োগ করেন। 
এ লোক তাঁকে সবকিছু লিখে জানাত। ভীড় প্রতি মুহূর্তে বেড়েই চলেছিল। 
শেষাবধি গলিও বন্ধ করে দিতে হু'ল। লোকজনে রাস্তা ও মসজিদ ভরে গেল, 
এমন কি বাজারে কেনা-বেচা করাও কষ্টকর হয়ে দীড়াল। শেষ পর্যন্ত ইমামের 
পেশাবে রক্তের চিহ্ন দেখা গেল। চিকিৎসককে এ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে 
তিনি বললেন $ শোক-দুঃখ ও চিন্তা-ভাবনা তাঁর পেট টুকরো টুকরো করে 
দিয়েছে।২ বৃহস্পতিবার তার স্বাস্থ্যের আরও অবনতি ঘটে। তীর শাগরিদ মুরূযী 
বলেন ঃ আমি তাকে ওযু করালে তিনি কষ্টের অবস্থায়ও আমাকে হিদায়াত 
করলেন, “আঙ্গুলগুলো খেলাল করাও ।” জুম “আর রাত্রিতে তার অবস্থা আরও 
শোচনীয় হয়ে পড়ে এবং ১২ই রবি“উল-আওয়ালত জুমু'আর দিন তিনি ইনতিকাল 
করেন।৪ 


১. তরজমাতু'ল-ইমাম আহমদ, যাহাবীকৃত, ৬৪ পৃ. 

২. এ, ৭৭ পৃ. 

৩. বুখারী, তরীখে কবীর ও সগীর; 

৪. জানাযা ও কাফনের বিস্তারিত বিবরণ সন্মুখে আসবে । 


ইমাম আহমদ ইব্‌ন হাম্বল (র) ১০৫ 


ফিতনা-ই-খাল্‌কে ' কু'রআন 

খলীফা মাধুন খাল্কস্থ-ই-কু'রআন মসলার ব্যাপারে তাঁর গোটা মনোযোগ 
নিবন্ধ করেন। ২১৮ হি.-তে তিনি বাগদাদের শাসনকর্তা ইসহাক ইব্‌ন 
ইবরাহীম-এর নামে একটি বিস্তারিত ফরমান প্রেরণ করেন। এতে সাধারণ 
মুসলমানদেরকে, বিশেষ করে মুহাদ্দিছীন-ই-কিরামকে কঠোর নিন্দা ও অশ্রদ্ধাপূর্ণ 
সমালোচনা করা হয়। খাল্ক'-ই কুরআন “আকীদার সঙ্গে বিরোধিতা করার 
কারণে তাদের তওহীদের “আকীদা ত্রুটিপূর্ণ, সাক্ষ্য মরদুদ ও অনির্ভরযোগ্য বলে 
ঘোষণা করেন এবং তীদেরকে 'উম্মতের দুষ্টচক্র' আখ্যা দেন। তিনি শাসনকর্তাকে 
হুকুম দেন, “যে সমস্ত লোক এই মসলার ব্যাপারে আমাদের অনুকূলে না আসবে 
তাদেরকে তাদের পদ থেকে অপসারণ করুন এবং এ ব্যাপারে গৃহীত ব্যবস্থা 
সম্পর্কে আমাকে অবহিত করুন 1” > 

এই ফরমান মামুনের মৃত্যুর চার মাস পূর্বের। এর কপি সমস্ত মুসলিম . 
প্রদেশে পাঠানো হয় এবং সুবাদার গেতর্নর)-দের নির্দেশ দেওয়া হয় ৪ এই 
মসলার ব্যাপারে নিজ নিজ প্রদেশের কাহীদের পরীক্ষা নেওয়া হোক এবং যারা 
এই “আকীদার সঙ্গে একমত না হবে তাদেরকে তাদের পদ থেকে অপসারণ করা 
হোক। - 

এই ফরমানের পর মামুন বাগদাদের শাসনকর্তাকে লেখেন £ এই “আকীদার 
বিরোধীদের নেতৃস্থানীয় সাত জন বড় মুহাদ্দিছকে আমার নিকট পাঠিয়ে দাও। 
সুহাদ্দিছগণ আগমন করলে মামুন তাদেরকে খাল্ক'-ই-কুরআন সম্পর্কে প্রশ্ন 
করেন। সকলেই তীর সঙ্গে এ ব্যাপারে একমত হন। অতঃপর খলীফা তাদেরকে 
বাগদাদে ফেরত পাঠিয়ে দেন। সেখানে তারা “উলামা ও মুহাদ্দিছদের একটি 
সমাবেশে নিজেদের এই ‘আকীদার পক্ষে বিবৃতি দেন। এত কিছু সত্তেও হান্গামা 
অব্যাহত থাকে এবং সাধারণ মুসলমান ও সকল মুহাদ্দিছীন নিজস্ব “আকীদায় 
কায়েম থাকেন। 

ইনতিকালের পূর্বে মামুন ইসহাক ইব্‌ন ইবরাহীমকে তৃতীয় ফরমান পাঠান। 
এতে একটু বিস্তারিতভাবে তিনি তীর প্রথম পত্রের বিষয়বস্তু বর্ণনা করেছিলেন ও 
পরীক্ষা-বৃত্ত আরও বিস্তৃত করে সস্ত্রাজ্যের প্রশাসনের উচ্চস্তরের সদস্যবৃন্দ এবং 
জ্ঞানী-গুনী সকলকেই এর অন্তর্ভুক্ত করে নিয়েছিলেন। এই 'আকীদায় বিশ্বাস 
স্থাপন সবার জন্যই জরুরী বলে তিনি ঘোষণা করেছিলেন। ইসহাক মশতুর 
চ এই পত্রের পূর্ণাঙ্গ বিষয়বন্ধু ‘তারীখে তাবারী’ ও তায়ফুরের 'তারীখে বাগদাদ'-এ বর্তমান । 


১০৬ সংগ্রামী সাধকদের ইতিহাস 


আলাপ-আলোচনা করেন এবং তাদের জওয়াব ও পারস্পরিক কথাবার্তা 
বাদশাহকে লিখে জানান। মামুন এই চিঠি পেয়ে ভীষণ ক্রুদ্ধ হন এবং সেই সমস্ত 
“উলামায়ে কিরামের মধ্য থেকে দু'জন (বাশার ইব্নু'ল-ওয়ালীদ ও ইবরাহীম 
ইবনু'ল-মাহ্দী)-কে হত্যার নির্দেশ দেন। উপরন্তু তিনি লিখেন £ অবশিষ্টদের মধ্য 
থেকে যেই নিজ মতে যিদ ধরে থাকবে তাকে পায়ে বেড়ি দিয়ে আমার নিকট 
পাঠিয়ে দেবে । এতদৃসত্বেও বাকি ত্রিশজন “উলামার মধ্য থেকে (যারা প্রথমে 
স্বীকার করেন নি) চারজন নিজ মতে (কুরআন সৃষ্ট নয়- এই মতে) কায়েম 
থাকেন। এই চারজন ছিলেন ইমাম আহমদ ইব্‌ন হাম্বল, সাজ্জাদাহ, কণওয়ারিরী 
ও মুহাম্মাদ ইবন নূহ ৷ দ্বিতীয় দিন সাজ্জাদাহ এবং তৃতীয় দিন কণওয়ারিরী স্বীয় মত 
পরিবর্তন করেন। স্রেফ ইমাম আহমদ ও মুহাম্মদ ইবন নূহ অবশিষ্ট থাকেন, 
দেওয়া হয়। তীদের সঙ্গে অন্যান্য স্থানের উনিশজন “উলামা ছিলেন, যীরা 
খাল্ক'-ই কুরআন মতবাদের অদ্বীকারকারী এবং কুরআন সৃষ্ট বন্ধু নয়, এই মতের 
অনুসারী ছিলেন। এই সমস্ত লোক কেবল করুক্ধা পৌছেছিলেন- এমন সময় 
র ইনতিকালের খবর এসে পৌছে। অতএব, তাদেরকে বাগদাদের 
শীসনকর্তার নিকট ফেরত পাঠানো হয়। পথিমধ্যে মুহাম্মদ ইব্‌ন নূহ ইনতিকাল 
করেন। ইমাম ও তার বন্ধু-বান্ধব বাগদাদে পৌছেন। 
মামুন তার স্থলাভিষিক্ত মুঁতাসিম বিন রশীদকে ওসিয়ত করেছিলেন, যেন সে 
কুরআন সম্পর্কে তার মত ও ‘আকীদার ওপর কায়েম থাকে এবং তীর অনুসৃত 
নীতি যেন অনুসরণ করে (১1১৪]। ৪৪ 4১২15১2০১ ১২9) উপরন্তু সে যেন 
কাযী ইব্‌ন আবী দাউদকে পূর্বের মতই পরামর্শদাতা ও উদীর পদে বহাল রাখে । 
মু'তাসিম এই দু'টি ওসিয়তের ওপর পুরোপুরি আমল করেন। 


বিপদ-আপদ ও পরীক্ষার মাঝে ইমাম আহমদ (র) 

এখন খাল্ক"-ই-কুরআনের বিরোধিতা, সহীহ ও বিশুদ্ধ ‘আকীদার সমর্থন 
এবং তৎকালীন হুকুমতের সঙ্গে মুকাবিলার সম্পূর্ণ ধিম্মাদারী একাকী ইমাম আহমদ 
ইব্‌ন হান্ধলের ওপর এসে বর্তায় যিনি সে যুগের মুহাদ্দিছগণের ইমাম এবং সুন্নাহ 
ও ইসলামী শরীয়তের আমানতদার ছিলেন। 

ইমাম আহমদকে রুক্কা থেকে বাগদাদ আনা হয় । তীর পায়ে ছিল চার চারটি 
বেড়ি । তিনদিন পর্যন্ত তার সঙ্গে এই মসলা নিয়ে বিতর্ক চলে । কিন্তু তিনি তীর 


ইমাম আহমদ ইব্‌ন হাম্বল (র) ১০৭ 


‘আকীদা এতটুকু পরিবর্তন করেননি। চতুর্থ দিনে বাগদাদের শাসনকর্তা সমীপে 
তাঁকে পেশ করা হয়। শাসনকর্তা বলেন £ আহমদ ! তোমার জীবন অত্যন্ত 
বিপন্ন। খলীফা কসম খেয়েছেন যে, যদি তুমি তার কথা না মান তাহলে তিনি 
তোমাকে তলোয়ার দ্বারা কতল করবেন না বটে, তবে তোমার ওপর মারের পর 
মার আসবে এবং তোমাকে এমন জায়গায় নিক্ষেপ করা হবে, যেখানে কখনো 
সূর্যের মুখ দেখতে পারবে না। শেষ পর্যন্ত ইমামকে খলীফা সু“তাসিমের সম্মুখে 
পেশ করা হয়। তিনি তার মতে অনড় থাকেন। খলীফা তাকে ২৮টি বেত্রাঘাতের 
নির্দেশ দেন। একজন প্রাণবন্ত জল্লাদ কেবল দু'টো বেত মারতঃ এর পর অন্য 
জল্লাদ ডেকে আনা হ’ত । প্রতিটি বেত্রাঘাতের সঙ্গে ইমাম আহমদ (র) বলতেন : 
, 4১১15৩০4155) Lie ৩] 411 2204 ০৭ (ছি igh 
আমার সামনে আল্লাহ্র কিতাব কিংবা রাসূলের সুন্নাহ পেশ কর; তাহলে 
আমি মেনে নেব। 


ইমাম আহ মদ (র)-এর মুখে ঘটনার বিস্তারিত বিবরণ 
ইমাম আহমদ রে) উক্ত ঘটনা স্বয়ং বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। তিনি 

বলেন $ 
আমি যখন বাৰু’ল-বুস্তান নামক স্থানে পৌছুলাম, তখন আমার জন্য সওয়ারী 
আনা হ'ল এবং আমাকে সওয়ার হবার হুকুম দেওয়া হ'ল। আমার পায়ে ছিল 
শিকলের ভারী বোঝা । অথচ এমন কেউ ছিল না যে, তাকে অবলম্বন করে 
সওয়ার হই। এই অবস্থায় আরোহণের চেষ্টা করতে গিয়ে কয়েকবার হুমড়ি 
খেয়ে পড়তে পড়তে বেঁচে গেলাম । শেষ পর্যন্ত কোনমতে আরোহণ করলাম 
এবং মু'তাসিমের মহলে গিয়ে পৌছুলাম। আমাকে একটি কুঠরীতে ঢুকিয়ে 
দরওয়াজা বন্ধ করে দেওয়া হ'ল। অর্ধেক রাত্রে তায়াম্মুম করার উদ্দেশ্যে আমি 
অন্ধকারে হাত বাড়ালাম। সেখানে কোন প্রদীপ ছিল না, তবে পানির একটি 
পেয়ালা ও তশতরী রাখা ছিল। আমি ওযু করলাম এবং নামায পড়লাম । 
পরের দিন সু'তাসিমের দূত এল এবং আমাকে খলীফার দরবারে নিয়ে গেল। 
মু'তাসিম উপবিষ্ট ছিলেন। কাধীউ'ল-কুযাত ইব্‌ন আবী দাউদও সেখানে 
উপস্থিত ছিলেন। সেখানে তার চিন্তাধারার অনুসারী একটি বিরাট জনসমষ্টিও 
ছিল। “আবদুর রহমান আশ-শাফি“দও উপস্থিত ছিলেন। আমি তাকে 
বললামঃ ইমাম শাফি'ঈ থেকে মসেহ সম্পর্কে তোমার কিছু মনে পড়ে? ইব্‌ন 
আবী দাউদ বললেন £ লোকটাকে দেখ! এখনই যাঁর গর্দান উড়িয়ে দেয়া হবে 


১০৮ সামী সাধকদের ইতিহাস 


সে কিনা মসলা তাহ'কণীক" (পর্যালোচনা ও বিচার-বিশ্লেষণ) করছে। 
ঘু'তাসিম বললেন ঃ ওকে আমার নিকট নিয়ে এস । তিনি অনবরত আমাকে 
তার নিকট ডাকতে থাকলেন, এমন কি আমি তার খুব কাছে গিয়ে পৌছুলাম। 
তিনি আমাকে উপবেশন করতে বললেন। আমি পায়ের বেড়ির ভারে ক্লান্ত ও 
অবসন্ন হয়ে পড়েছিলাম । অল্পক্ষণ একটু জিড়িয়ে তাকে বললাম £ঃ আমার কি 
কথা কইবার অনুমতি আছে? খলীফা বললেন £ বলো। আমি বললাম ৪ আমি 
জিজ্ঞাসা করতে. চাই যে, আল্লাহ্‌র রসূল কোন্‌ জিনিসের দা'ওয়াত 
দিয়েছিলেন? অল্পক্ষণ চুপ থেকে নিজে থেকেই বললাম, «11 ১। «11 3 -এর 
সাক্ষ্য দেবার; তা আমি সেই সাক্ষ্যই দিচ্ছি । এরপর বললাম £ আপনার মহান 
দাদা হযরত ইবন “আব্বাস রো) বর্ণনা করেছেন যে, যখন কবিলা ‘আবদুল 
কায়সের প্রতিনিধিদল আঁ-হযরত (সা)-এর খিদমতে হাযির হয় তখন তারা 
ঈমান সম্পর্কে রসূল (সা)-কে জিজ্ঞাসা করেছিল। তিনি বলেছিলেন ৪ তোমরা 
কি জান ঈমান কি? তারা বলল ঃ আল্লাহ ও তাঁর রাসূলই ভাল জানেন। তিনি 
বললেন £ এই কথার সাক্ষ্য দেওয়া যে, আল্লাহ ভিন্ন আর কোন ইলাহ নেই 
এবং মুহাম্মদ (সা) আল্লাহ্‌র রাসূল, সালাত আদায়, যাকাত প্রদান এবং মালে 
গণীমতের এক-পঞ্চমাংশ নির্ধারিত রাখা । তখন মু'তাসিম বললেন ৪ যদি 
আমার পূর্ববতীদের হাতে আগেই না পড়তে তাহলে আমি তোমার সঙ্গে 
সংঘর্ষে আসতাম না। এরপর “আবদুর রহমান ইব্‌ন ইসহাকের দিকে লক্ষ্য 
করে বললেন £ আমি কি তোমাকে আগেই হুকুম দেইনি যে, এই পরীক্ষা শেষ 
করে ফেল। তখন আমি বললাম $ আল্লাহু আকবার! এতে তো মুসলমানদের 
জন্য বিস্তৃতি ও উদার্য রয়েছে। খলীফা তখন উপস্থিত “আলিমদের লক্ষ্য করে 
বললেন £ তীর সঙ্গে বিতর্কে লিপ্ত হও এবং আলোচনা কর । অতঃপর “আবদুর 
রহমানকে বললেন, এর সঙ্গে আলোচনা কর। 


আলোচনা আরম্ভ হ'ল । একজন কথা বলত, আমি জওয়াব দিতাম । অপরজন 
কথা বলত, আমি তারও জওয়াব দিতাম । মুতাসিম তখন বলতেন £ আহমদ! 
তোমার ওপর খোদা রহম করুক! তুমি এ কী বলছ? আমি বলতাম ৪ 
আমীরু’ল মু'মিনীন। আমাকে আল্লাহ্র কিতাব কিংবা রাসুলের সুন্নত থেকে 
কোন প্রমাণ দেখান, আমিও আপনার সাথে একমত হব । মু'তাসিম তখন 
বললেন £ যদি এ আমার কথা কবুল করে নেয় তাহলে আমি নিজ হাতে তাঁকে 
আযাদ করে দেব, স্বীয় ফৌজ ও লশকরসহ তার কাছে যাব এবং তার 


ইমাম আহমদ ইব্‌ন হাম্বল রে) ১০৯ 


আস্তানায় গিয়ে হাযির হব। এরপর বললেন £ আহমদ! আমি তোমার ওপর 
খুবই সেহশীল এবং তোমার প্রতি আমার খেয়াল ও আকর্ষণ তেমনি যেমনি 
আমার সন্তান হারূনের প্রতি । তুমি একী বলছ! আমি সেই একই জওয়াব 
দিলাম $ আমাকে আল্লাহ্‌র কিতাব ও তীর রাসুলের সুন্নত থেকে কোন প্রমাণ 
দেখাও, আমিও তোমাদের কথা স্বীকার করে নেব। এভাবে যখন খুব দেরী 
হয়ে গেল তখন খলীফা দারুণ বিরক্ত হলেন এবং আমাকে যেতে বললেন। 
এর পর আমাকে কয়েদ করা হ’ল এবং পূর্বের স্থানেই ফেরত পাঠিয়ে দেওয়া 
হ*ল। পরের দিন পুনরায় আমাকে ডাকা হ’ল এবং বিতর্ক চলতে থাকল। 
আমি সকলের প্রশ্নের জবাব দিতে থাকলাম । এভাবে বেলা পড়ে গেল! তখন 
খলীফা বিরক্ত হয়ে বললেন ঃ একে নিয়ে যাও! তৃতীয় রাত্রে আমি মনে 
করলাম যে, আজ কিছু একটা হবেই। আমি রশি চেয়ে নিয়ে তা দিয়ে আমার 
পায়ের বেড়ি কষে বাধলাম। ইযারবন্দের সাহায্যে আমি যে বেড়ি বেঁধে 
রেখেছিলাম- কোন কঠিন মুহূর্ত এসে পড়লে উলঙ্গ হয়ে পড়ি- এই ভয়ে তা 
পাঠানো হয় । আমি বিভিন্ন দেউড়ি ও আঙ্গিনা অতিক্রম করতে করতে অগ্রসর 
হলাম। কিছু লোক তলোয়ার নিয়ে, আবার কিছু লোক কোড়া হাতে 
দীড়িয়েছিল। ভরা দরবার । গত দু'দিনের অনেক লোকই আজ ছিল না। আমি 
যখন সুণ্তাসিমের নিকট পৌছুলাম তখন তিনি বললেন ৪ বসে পড়। এরপর 
বললেন ৪ এর সঙ্গে বিতর্কে অবতরণ কর এবং আলোচনা চালাও । লোকেরা 
বিতর্ক জুড়ে দিল। আমি একের জওয়াব দিতাম, তার পর অন্যের । তবে 
সকলের ওপরেই ছিল আমার কণ্ঠস্বর । এভাবে যখন দেরী হয়ে গেল তখন 
খলীফা আমাকে আলাদা করে নিয়ে একান্তে কিছু কথা বললেন । তিনি বললেন 
£ আহমদ! তোমার ওপর খোদা রহম করুন! আমার কথা মান্য কর । আমি 
তোমাকে নিজ হাতে মুক্ত করে দেব।১ আমি পূর্বের ন্যায়ই জওয়াব দিলাম । 
এতে তিনি ক্ষিপ্ত হয়ে বললেন £ একে পাকড়াও করে হিচড়াতে থাক এবং তার 
হাত উপড়ে ফেল। এই বলে তিনি সিংহাসনে গিয়ে বসলেন। তখন জল্লাদ 
পারে বেড়ি লাগাবার লোকগুলোকে ডাকল । খলীফা তখন জন্লাদদেরকে 
বললেন ঃ অগ্রসর হও । একজন অগ্রসর হ'ল এবং আমাকে দুটো কোড়া 
লাগাল। মুতাসিম বললেন £ জোরে কোড়া লাগাও এরপর প্রথম ব্যক্তি সরে 


১, সু'তাসিম ইমাম আহমদের ব্যাপারে নরম হয়ে গিয়েছিলেন, কিন্তু আহমদ ইবন দাউদ বরাবর তাকে 
উত্তেজিত করে তুলছিলেন এই বলে যে, মু‘তাসিম তার ভাই মামুনের পথ থেকে সরে যাচ্ছেন। 


১১০ সংগ্রামী সাধকদের ইতিহাস 


গেল এবং আর একজন আসল । সেও দ্বুটো কোড়া মারল ৷ উনিশ কোড়া 
মারার পর মু'তাসিম আমার নিকট এলেন এবং বললেন ৪ আহমদ! কেন 
নিজের জীবন নিয়ে এভাবে খেলছ? আল্লাহ্‌র কসম! তোমার জন্য আমার 
মমতা আছে। ‘আজীফ নামীয় এক ব্যক্তি তখন আমাকে তলোয়ারের হাতল 
দিয়ে বিরক্ত ও উৎপীড়ন করছিল এবং বলছিল ঃ তুমি এদের সবার ওপর 
বিজয়ী হতে চাচ্ছ? অপরজন বলছিল ঃ আল্লাহর বান্দা! খলীফা তোমার 
শিয়রের কাছে দীড়িয়ে আছেন। অন্য আর একজন বলছিল ঃ 
আমীরু’ল-মু’মিনীন! রোযা রেখে আপনি রৌদ্রে দীড়িয়ে? মু'তাসিম বারবার 
আমার সঙ্গে কথা বলতেন এবং আমি তাকে সেই একই জওয়াব দিতাম । 
পুনরায় তিনি জন্মাদকে হুকুম দিতেন ৪ পূর্ণ শক্তিতে কোড়া মারো । 
এমতাবস্থায় আমার ইশ-জ্ঞান লোপ পেত। শেষ পর্যন্ত ইশ ফিরে পেতেই 
দেখতে পেলাম, আমার পায়ের বেড়ি খুলে দেওয়া হয়েছে। উপস্থিত ব্যক্তিদের 
মধ্য থেকে এক ব্যক্তি তখন বলল £ আমরা তোমাকে উল্টো মুখো করে 
মাটিতে ফেলেছি, তোমাকে মইডলা ডলেছি। আমি বললাম $ আমি কিছুই 
টের পাইনি।৯ 


তুলনাহীন ইচ্ছাশক্তি ও দৃঢ়তা 

এরপর আহমদ ইব্‌ন হাম্বল রে)-কে ঘরে পৌছে দেওয়া হয়। গ্রেফতারী 
থেকে রেহাই মুহুর্ত পর্যন্ত আটাশ মাস তিনি বন্দী দশায় কাটান। তাকে ৩৩টি 
থেকে ৩৪টি কোড়া লাগান হয়। ইব্রাহীম ইব্‌ন মুস“আব যিনি সিপাহীদের 
একজন ছিলেন, বলেন £ আমি আহমদের চেয়ে নির্ভীক ও সাহসী লোক আর 
দেখিনি। তীর দৃষ্টিতে আমাদের অস্তিত্ ছিল একটি মাছির মত। মুহাম্মদ ইব্‌ন 
ইসমাঈল বলেন £ আমি শুনেছি, ইমাম আহমদকে এমন শক্তভাবে কোড়া মারা 
হয় যে, যদি এর একটিও কোন হাতীর পিঠে পড়ত তাহলে হাতীও চিৎকার করে 
পালাত ৷ ঘটনার একজন প্রত্যক্ষদর্শী বলেন ৪ ইমাম রোযাবস্থায় ছিলেন। আমি 
বললাম ঃ আপনি রোযাদার ৷ অতএব জীবন বাঁচাবার জন্য এই ‘আকীদা স্বীকার 
করে নেবার সুযোগ আপনার আছে। কিন্তু তিনি আমার কথার দিকে জক্ষেপও 
করেন নি। একবার কঠিন পিপাসা লাগলে তিনি পানি চান। তীর সামনে বরফের 
পানির পেয়ালা রাখা হয়। তিনি তা হাতে নিলেন এবং কিছুক্ষণ তাকিয়ে 
দেখলেন । এরপর তা পান না করেই ফিরিয়ে দিলেন ।২ 

যাহাবীর তারীখু'ল-ইপলাম, তরজমাতু'ল-ইমাম আহমদ, ৪১-৪২ পৃ. সংক্ষিপ্ত করে। 


১. যাহাবীর 7 
২. এ, ৪৯-৫০ পৃ. । 


ইমাম আহমদ ইব্‌ন হাম্বল (র) ১১১ 


ইমাম তনয় বলেন ৪ ইনতিকালের সময়েও আমার পিতার শরীরে আঘাতের 
টহ্ন বিদ্যমান ছিল। আবুল “আব্বাস আর-রাকী বলেন £ আহমদ যখন রুত্কাতে 
বন্দী ছিলেন তখন লোকেরা তীকে আত্মরক্ষার দিকটি বোঝাতে চেষ্টা করে এবং 
এ সম্পর্কে হাদীছও তীকে শোনায় । তিনি তখন বলেন ঃ খাব্বাবের হাদীছের কি 
জওয়াব আছে যেখানে বলা হয়েছে যে, প্রথম যুগে কতক লোক এমনও ছিল 
ধাদের মাথার ওপরের দিক থেকে করাত চালিয়ে দেওয়া হ'ত; এতদ্সত্তেও তাঁরা 
তাদের দীন থেকে বিমুখ হস্ত না। 

তীর এসব কথা শুনে লোকেরা নিরাশ হয়ে যায় এবং বুঝে নেয় যে, তিনি 
তীর পথ ও মত থেকে হটবেন না এবং সব কিছুই তিনি বরদাশত করতে প্রস্তুত 
রয়েছেন। 


ইমাম আহমদ (র)-এর গৌরবময় কৃতিত্ব ও অবদান এবং তার বিনিময় 
ইমাম আহমদ (র)-এর নজীরবিহীন অবিচলিত দৃঢ়তা প্রদর্শন ও ধৈর্যের ফলে 
এই ফিতনা চিরদিনের তরে খতম হয়ে যায় এবং মুসলমানরা একটি বিরাট ধর্মীয় 
বিপদ থেকে রক্ষা পায়। যে সমস্ত লোক এই ধর্মীয় পরীক্ষার মুহূর্তে তৎকালীন 
হুকুমতের সহযোগিতা করেছিল এবং সুযোগ-সন্ধানী ও স্বার্থ শিকারী মানসিকতার 
পরিচয় দিয়েছিল তারা জনসাধারণের দৃষ্টিতে হেয় প্রতিপন্ন হয়! তাদের ধর্মীয় ও 
জ্ঞানগত বিশ্বস্ততার কোন প্রভাবই বাকী থাকেনি। এর মুকাবিলায় ইমাম আহমদ 
রে)-এর শান-শওকত ও মর্যাদা ছিগুণ বৃদ্ধি পায়। সত্যপ্রিয়তা ও খোদাপ্রেম 
আহলে সুন্নত এবং বিশুদ্ধ “'আকীদাসম্পন্ন মুসলমানদের আলামতে পরিণত হয়। 
তার একজন সমসাময়িক বুযুর্গ কুতায়বা বলেন 8 
Lull oslo al eli Js 0 al লিল AT 1515 
যখন তুমি কোন লোককে আহমদ ইবৃন হাম্বলের প্রতি মুহব্বত পোষণ করতে 
দেখ তখন জেনো যে, সেই লোকটি সুন্নতের পাবন্দ।১ 
অপর একজন ‘আলিম আহমদ ইব্‌ন ইবরাহীম আদ্দাওরাকীর উক্তি ৪ 
(9৮91 ole ১৬০৪ ৪৬৭৭ din ০৪ ০৯৯ ১ gia ০৮ 
তুমি যদি কাউকে দেখতে পাও যে, সে আহমদ ইবৃন হাম্বল সম্পর্কে নিন্দাবাদ 
করছে, তাহলে তার ইসলাম সম্পর্কে সন্দেহ পোষণ করবে ।২ 


cc 
১. যাহাবীর তারীখু'ল-ইসলাম, তরজমাতু'ল-ইমাম আহমদ, ৬১ পৃ. ৷ 
২. খতীবের তারীকে বাগদাদ, ৪র্থ খণ্ড, পৃ ৪২১ । 


১১২ সংগ্রামী সাধকদের ইতিহাস 


ইমাম আহমদ তৎকালীন হাদীছশান্ত্রের ইমাম ছিলেন। ‘মুসনাদ’ গ্রন্থের রচন 
ও সংকলন তার বিরাট কীর্তি। ভিনি ছিলেন মাযহাবের একজন মুজতাহিদ ও 
চিরস্থায়ী ইমাম । তিনি ‘আবিদ ও যাহিদ ছিলেন। তীর এসব ফযীলত বাস্তব 
ক্ষেত্রে স্বীকৃত। তীর বিশ্বব্যাপী জনপ্রিয়তা ও ইমামতের মূল রহস্য তার অটুট 
সংকল্প ও দৃঢ়তা, বিশ্বব্যাপী ফিতনার যুগে দীনের হেফাজত এবং স্বীয় যুগের 
সর্বাপেক্ষা বিরাট বাদশাহীর একাকী মুকাবিলা করার দুঃসাহস ৷ তীর ব্যাপক 
জনপ্রিয়তা ও চিরন্তন স্থায়িত্বের আসল কারণ এটাই। 
০৩55 58০1 5৪4৪ 9131 এ ৩৪৮৪ + 55০৪১ LMS ০৯০৩ JAS ৪ঠাএা 

তার সমসাময়িকেরা ধারা সেই কোলাহলপূর্ণ যুগের ফিতনা দেখেছিলেন তারা 
তার এই কীর্তির মর্যাদা অত্যন্ত খোলা মনে স্বীকার করেছেন এবং এটিকে দীনের 
হেফাজত ও মকামে সিদ্দীক তথা হযরত আবূ বকর সিদ্দীক (রা)-এর সম্মানিত 
স্থানের সঙ্গে তা'বীর করেছেন। তার সমসাময়িক ও একই উত্তাদের ছাত্র সে 
যুগের মশ্হুর মুহাদ্দিছ ‘আলী ইব্‌ন আল-মাদীনী [যিনি ইমাম বুখারী (র)-এর 
বিখ্যাত উত্তাদ ছিলেন] বলেন ৪ | 

EAL ০৩৪ এমা ০৮05 Lag mal Me ll lia 21 বা] sl 

১ ৭৯০1 7৪৭ ৮১৯ ওক lg BAS 

আল্লাহ পাক এই দীনের বিজয় ও হেফাজতের কাজ দু'জন লোক দারা 

নিয়েছেন যাদের আর তৃতীয় নেই- ইসলাম বিমুখতার চেতনার রিদ্দার) সময় 

আবু বকর সিদ্দীক (রা) দ্বারা এবং খাল্ক '-ই-কুরআনের ফিতনার সময় ইমাম 

আহমদ ইবন হাম্বল দ্বারা । ১ 

এই মর্যাদা ও জনপ্রিয়তার ফল ছিল এই যে, যখন ২৪১ হি.-তে 
ইমামু*স-সূন্নাহ ইনতিকাল করলেন তখন সারা শহর ভেঙে পড়েছিল। ইতোপূর্বে 
আর কারো জানাযায় এত প্রচুর লোক সমাগম হয়নি। জানাযা আদায়কারীর 
সংখ্যা ছিল আট লক্ষ পুরুষ ও ষাট হাযার মহিলার মত ।২ 


১. খতীবের তারীখে বাগদাদ, ৪র্থ খণ্ড, ৪১৮ পৃ. । 
২. যাহাবীর তরজমাতু'ল-ইমাম আহমদ ও -ই-ইবৃন খাল্লিকান। 


ষষ্ঠ অধ্যায় 
মু‘তাযিলা ফিতনা 
এবং ' 
ইমাম আবুল হাসান আশ‘আরী ও তীর অনুসারীবৃন্দ 


সু্তাষিলাদের পাণ্ডিত্যসুলভ ক্ষমতা ও তাদের প্রভাব-প্রতিক্রিয়া 

খলীফা মু'তাসিম ও খলীফা ওয়াছিক-এর ইনতিকালে যৌরা মু'তাষিলা 
মতবাদের পৃষ্ঠপোষক ছিলেন) মু'তাযিলাদের দাপট চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়। খলীফা 
ওয়াছিকের স্থলাভিষিক্ত খলীফা মুতাওয়াক্কিল মু'তাধিলা মতবাদ সম্পর্কে অসন্তুষ্ট 
এবং যু‘তাযিলাদের দুশমন ছিলেন। তিনি খুঁজে খুঁজে মু'তাধিলাদের ক্ষমতা ও 
প্রভাব-প্রতিপত্তির চিহ্নসমূহ মুছে ফেলেন এবং তাদেরকে হুকুমত থেকে উৎখাত 
করেন। কিন্তু বিদগ্ধ জনসভায় ও জ্ঞানের কেন্দ্রগুলোতে তখনো যু'তাষিলাদের 
প্রভাব অবশিষ্ট ছিল। খাল্ক--ই-কুরআনের ‘আকীদা তার শক্তি খুইয়েছিল বটে, 
তবে তার শাখা-প্রশাখা ও মসলা-মাসাইল তখনও তাজা ও জীবন্ত ছিল। 
মু'তাষিলারা তাদের মেধা, জ্ঞানগত যোগ্যতা ও নিজেদের কতক উল্লেখযোগ্য 
ব্যক্তিত্বের কারণে নিজেদের প্রতিষ্ঠিত করে নিয়েছিলেন এবং বিচার ও ফতওয়া 
বিভাগ ছাড়াও হুকুমতের ভেতর কতক উচ্চ পদে অধিষ্ঠিত হয়ে গিয়েছিলেন । হি. 
তৃতীয় শতকের মাঝখানে তীদের বেশ প্রভাব-প্রতিপত্তি প্রতিষ্ঠিত হয়। 
সাধারণভাবে স্বীকার করা হয়ে থাকে যে, মু“তাধিলারা সুক্ষদর্শী, ব্যাপক চিন্তাশীল 
ও বিশ্লেষক হয়ে থাকেন। বহু নব্য-বিদ্যার্থী ও খ্যাতিপ্রিয় যুবক মুতাখিলা 
মতবাদকে ফ্যাশন হিসাবে গ্রহণ করেছিল। ইমাম আহমদ রে)-এর পর হাম্বলীদের 
ভেতর আর কোন শক্তিশালী জ্ঞানী ও ধর্মীয় ব্যক্তিত্বের জন্ম হয় নি। মুহাদ্দিছীন ও 
তাঁদের সমমতাবলহ্বী “উলামায়ে কিরাম বুদ্ধিবৃত্তিক জ্ঞান তথা 5213০ ৫৮০ 
(যুক্তিবিদ্যা), আলাপ-আলোচনা ও যুক্তিতর্কের নতুন পন্থার দিকে (যা মু'তাষিলা 
ও দার্শনিকদের প্রভাবে রেওয়াজ হিসাবে প্রতিষ্ঠিত হতে চলেছিল) লক্ষ্য ও 
মনোযোগ দেন নি। ফল এই দীড়িয়েছিল যে, বিতর্ক ও আলোচনা মজলিসে এবং 
দর্স মাহফিলগুলোতে মুহাদ্দিছীনে কিরামের এই জ্ঞানগত দুর্বলতা ও দর্শনের 
প্রাথমিক সূত্র সম্পর্কেও অজ্ঞতা অনুভূত হ'ত । এর মুকাবিলায় জ্ঞান-বিজ্ঞানের 


সামী সাধক-(১ম)-৮ 


১১৪ সংগ্রামী সাধকদের ইতিহাস 


আলোচনা মাহফিলে সুতাধিলাদের পাল্লা ভারী থাকত। যে সমস্ত লোক ধর্মের 
গভীর জ্ঞান রাখত না-তারা মুতাঘিলাদের উত্তম বাচনভঙ্গী, উপস্থিত বুদ্ধি তথা 
প্রত্যুৎপন্রমতিত্‌ ও জ্ঞানের সুক্ষাতিসুক্ষ বিষয়ের আলোচনা দ্বারা বিশেষভাবে 
প্রভাবিত হ'ত। এর ফল হয়েছিল এই যে, জাহিরী শরীয়ত ও প্রাচীনদের পথ ও 
মতের জ্ঞানগত মর্যাদা হারাচ্ছিল ও তাদের ওপর মানুষের অনাস্থা সৃষ্টি হচ্ছিল। 
খোদ মুহাদ্দিছীন-ই-কিরাম এবং তীদের ছাত্রদের ভেতর বহু লোক হীনমন্যতার 
শিকারে পরিণত হচ্ছিল এবং যু'তাধিলাদের বুদ্ধিবৃত্তি ও দার্শনিকতা দ্বারা প্রভাবিত 
হচ্ছিল। এই অবস্থা ধর্মীয় মর্যাদা ও সুন্নাহ্‌র ক্ষমতা লাভের ক্ষেত্রে ছিল খুবই 
বিপজ্জনক ৷ কুরআন মজীদের তাফসীর ও ইসলামের “আকাইদ এঁ সব লোক 
দেখানো দার্শনিক তার্কিকদের কাছে ছেলেদের হাতের খেলনায় পরিণত হতে 
চলেছিল । মুসলমানদের মধ্যে একটি ভ্রান্ত ও ত্রুটিপূর্ণ বুদ্ধিবৃত্তি ও ভাসা ভাসা 
দর্শন গ্রহণীয় হতে চলছিল। প্রকৃতপক্ষে এটা ছিল বুদ্ধির চর্চা ও পরিভাষার 
লড়াই। এই অবস্থার মুকাবিলা ও ক্রমবর্ধমান সয়লাব প্রতিরোধ করবার জন্য 
কেবল মুহাদ্দিছ ও হা্বলীদের ধর্মীয় তেজস্থিতা ও জোশ, ‘আবিদ ও যাহিদের 
যুহ্দ ও ‘ইবাদত এবং ফকশহদের ফতওয়া ও মসলা-মাসাইলের ক্ষেত্রে দক্ষতা ও 
উপস্থিত বুদ্ধি (১১১) যথেষ্ট ছিল না। 


সুন্নাহ্‌র মর্যাদা ও সন্্রম রক্ষার জন্য একজন মহান ব্যক্তিত্বের প্রয়োজন 

এজন্য এমন একজন ব্যক্তিত্বের দরকার ছিল খাঁর মেধাগত যোগ্যতা 
ঘু'তাধিলাদের তুলনায় অনেক উচ্চ স্তরের, যিনি বুদ্ধিবৃত্তির গলি-ঘুপচি সম্পর্কে 
কেবল ওয়াকিফহালই নন, দীর্ঘকাল যাবত এ পথের পথিকও, ধীর উন্নত ব্যক্তিত্ব 
ও সুজতাহিদসুলভ মেধা ও বুদ্ধিবৃত্তি সে যুগের প্রচলিত দর্শনের পতাকাবাহীদের 
শুধু পরাভূত নয়, বরং বিশ্মিতও করবে । যা-হোক, ইসলামের খিদমতের জন্য 
তাৎক্ষণিকভাবে এমনি একজন ব্যক্তিসত্তার প্রয়োজন ছিল এবং শায়খ আবুল 
" হাসান আশ 'আরী ছিলেন সেই ব্যক্তিসত্তারই বাস্তব রূপ। 


ইমাম আবুল হাসান আশ“আরী রে) 

নাম আবুল হাসান ‘আলী, পিতার নাম ইসমাঈল, মশহুর সাহাবী হযরত আবু 
মূসা আশ'আরী (রা)-এর বংশধর । ২৬০ হিজরীতে বসরায় জন্ম হয়। পিতা 
ইসমাঈলের ইনতিকালের পর তাঁর মাতা আবু “আলী আল-জুববাঈকে বিবাহ 
ফরেন, যিনি ছিলেন সে সময়কার মু'তাধিলাদের ইমাম এবং মু‘তাযিলা মতবাদের 


মু'তাধিলা ফিতনা ও ইমাম আশ“আরী (র) ১১৫ 


মুখপাত্র । শায়খ আবুল হাসান তাঁর কোলে প্রশিক্ষণ পান এবং খুব সত্বর তার 
নির্ভরযোগ্য বন্ধু ও সহযোগীতে পরিণত হন। আবূ “আলী আল-জুববাঈ ভাল 
মুদাররিস ও লেখক ছিলেন। তবে বিতর্কে তাঁর খুব বেশি দক্ষতা ছিল না। এদিকে 
আবুল হাসান আশ'আরী শুরু থেকেই ভাষার ওপর দখল এবং উপস্থিত বুদ্ধির 
জন্য পরিচিত ছিলেন। এজন্য আবূ “আলী বাহাছ ও বিতর্কমূলক আলোচনায় 
তীকেই সামনে এগিয়ে দিতেন। সভ্রই তিনি মাহফিলের মধ্যমণি এবং মজলিসের 
সভাপতির আসনে আসীন হন।১ জনসাধারণের প্রকাশ্য জল্পনা-কল্পনা ও অন্যান্য 
কার্যকারণ সাক্ষ্য দিত যে, তিনি তীর স্ুুরববী ও উত্তাদের স্থলাভিষিক্ত হবেন এবং 
মু'তাধিলা মতবাদের সমর্থন, সহযোগিতা ও প্রচারে সম্ভবত তাকেও অতিক্রম করে 
যাবেন। কিন্তু এক্ষেত্রে আল্লাহ্‌র ইচ্ছা ও ব্যবস্থাপনাটা ছিল অন্য রকম। তিনি 
জীবন মু'তাধিলা মতবাদের সমর্থন ও পক্ষাবলম্বনে উৎসর্গ করে রেখেছিলেন এবং 
যীর জন্য মু'তািলা মতবাদের নেতৃত্বের আসন প্রস্তুত ছিল। ঘটনাক্রমে শায়খ 
আবুল হাসানের প্রকৃতি ও স্বভাবে মু'তাধিলাদের মনগড়া ব্যাখ্যার গোঁজামিল, 
অলীক জর্পনা-কল্পনা ও অনুমান-চিনতার প্রতি ঘৃণার সঞ্চার হতে থাকে। তিনি 
অনুভব করতে থাকেন যে, এ সব মেধা ও বুদ্ধিমত্তার কথা এবং এগুলোর প্রতি 
পক্ষপাতিত্ব ও আনুকূল্য প্রদর্শনের পেছনে কোন যুক্তি নেই। প্রকৃত সত্য অন্য 
কিছু এবং তা হচ্ছে সাহাবায়ে কিরাম ও পূর্ববর্তীদের মত ও পথ । যা-হোক, চল্লিশ 
বছর পর্যন্ত মুতািলা মতবাদ ও “আকীদা-বিশ্বাসের সমর্থন এবং সেটা সুদৃঢ় 
হয়। পনের দিন তিনি ঘর থেকে বের হন নি। ষোল দিনের দিন ঘর থেকে সোজা 
জামে" মসজিদে গিয়ে পৌছেন। জুমু'আর দিন ছিল। জামে“মসজিদ ছিল লোক 
ভর্তি। তিনি সিম্বরে আরোহণ করে বুলন্দ আওয়াজে ঘোষণা দিলেন ৪ 
যিনি আমাকে জানেন তিনি তো জানেনই; আর যিনি জানেন না-তাকে বলছি 
যে, আমি আবুল হাসান আশ'আরী। আমি মু'তািলা ছিলাম । আমি অমুক 
অমুক 'আকীদায় বিশ্বাসী ছিলাম । এখন আমি তওবা করছি এবং আমার পূর্ব 
ধারণা থেকে বিরত হচ্ছি। আজ থেকে আমার কাজ হবে মু'তাষিলা মতবাদকে 
প্রতিরোধ করা এবং তার দুর্বলতা ও ভুল-ত্রান্তিগুলো প্রকাশ করে দেওয়া ।৯ 
সেই দিন থেকেই জীবনের শেষ দিন পর্যন্ত তার মেধা, প্রতিভা, জ্ঞানণত 


১. তাবঈনু কি 'বু'ল-মুফতারা, ১১৭ পৃ. ইবৃন ‘আসাকির দামিশকীকৃত। 


১১৬ সংগ্রামী সাধকদের ইতিহাস 


অভিজ্ঞতা, বাকশক্তি, লেখনী ও যুক্তি-প্রমাণ উপস্থাপনের ক্ষমতা মু‘তাযিলা 
মতবাদের প্রতিরোধে ও প্রাচীন মনীষীদের পথ ও মত এবং আহলে সুন্নাত 
ওয়া'ল-জামা'আতের ‘আকীদার সমর্থন ও প্রতিষ্ঠায় ব্যয়িত হয়৷ যিনি প্রথম 
জীবনে ছিলেন মু'তাধিলাদের মুখপাত্র ও তাদের সর্বাপেক্ষা বড় উকীল, তিনিই 
শেষ জীবনে আহলে সুন্নাত ওয়া'ল-জামা“আতের ব্যাখ্যাতা এবং সবচেয়ে বড় 
সমর্থক ও ম দদগারে পরিণত হন। 


ইমাম আবুল হাসান আশ'“আরী রে)-এর তবলীগী প্রেরণা ও সত্য বিশ্লেষণ 

তিনি এই দায়িত্ব ও কতব্যকে আল্লাহ্‌র নৈকট্য লাভের ওসীলা ও তার পথে 
জিহাদ ও দাওয়াত মনে করে আঞ্জাম দিতেন এবং স্বয়ং মু‘তাযিলাদের মজলিসে 
আপনি বিদ'আতীদের সঙ্গে কেন মেলামেশা করেন এবং তাদের কাছে যান? 
তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করাই তো বাঞ্ছনীয় । তিনি জওয়াবে বলেন ৪ কি করি, 
তারা বড় বড় পদাধিকারী ব্যক্তি; তাদের কেউ শহরের শাসনকর্তা, কেউ কাষী। 
তারা তাদের পদ ও মর্ধাদীর কারণে আমার কাছে আসতে চায় না। এমতাবস্থায় 
আমিও যদি তাদের কাছে না যাই তাহলে সত্য কিভাবে প্রতিষ্ঠিত হবে এবং তারা 
কিভাবে জানতে পারবে যে, আহলে সুন্নাতেরও উপযুক্ত মদদগার আছে এবং এমন 
সব অকাট্য দলীল-প্রমাণ রয়েছে যদ্বারা বোঝা যায় যে, তাদের মাযহাব সত্যের 
ওপর প্রতিষ্ঠিত।২ 


তার মানসিক যোগ্যতা ও জ্ঞানের পরিপূর্ণতা 

ইমাম আবুল হাসান আশ'আরী (র)-এর মধ্যে বিতর্ক, বাহাছ ও যুক্তি-প্রমাণ 
প্রদর্শনের অপূর্ব শক্তি ও ক্ষমতা ছিল এবং এগুলো ছিল তাঁর প্রকৃতিগত ও 
খোদাপ্রদত্ত যোগ্যতা । সত্য মষহাবের (তথা ম্যহাবে হকের) সমর্থন করবার 
প্রেরণা এবং আল্লাহ্‌র সাহায্য তীর সে শক্তিকে আরও উদ্ভাসিত করে তোলে। 
তিনি তীর যুগের গড় বুদ্ধিবৃত্তির মাপকাঠিতে অতি উন্নতমানের ছিলেন এবং 
ুদ্ধিবৃত্তি ও “ইলমে কালামে মুজতাহিদসুলভ মস্তিষ ও মেধার অধিকারী ছিলেন। 
তিনি মু'তাধিলাদের যাবতীয় প্রশ্ন ও আপত্তির জওয়াব এত সহজে দিতেন, যেন 
কোন জ্ঞানবৃদ্ধ শিক্ষক ও শাস্তরজ্ঞ ব্যক্তি প্রাথমিক শ্রেণীর ছাত্রদের প্রশ্নের 


১. ইবৃন খাল্লিকান-১ম খণ্ড, পৃ. 88৭ । 
২, তাবঈনু কিয় 'বু'ল-মুফতারা-১১৬ পৃ. । 


মু‘তাযিলা ফিতনা ও ইমাম আশ“আরী রে) ১১৭ 


সন্তোষজনক জওয়াব দিয়ে তাদেরকে নিশ্চুপ করে দিচ্ছেন। তার একজন ছাত্র 
আবূ “আবদুল্লাহ ইব্‌ন খফীফ তাঁর পয়লা সাক্ষাৎ এবং মজলিসের অবস্থা নিন্নভাবে 
বর্ণনা করেছেন ৪ 
আমি শীরাষ থেকে বসরা এলাম । আবুল হাসান আশ'“আরীর দর্শন লাভে 
উৎসুক ছিলাম। লোকেরা আমাকে তীর ঠিকানা বাথলে দিল। আমি এলাম। 
তিনি একটি বিতর্ক সভায় ছিলেন। সেখানে মু'ভাধিলাদের একটি জামা'আত 
ছিল এবং তারা কথাবার্তা বলছিল। যখন তারা নিশ্চুপ হ'ল এবং নিজেদের 
কথা শেষ করল, তখন আবুল হাসান আশ'আরী আলোচনা শুরু করলেন। 
তিনি এক একজনকে সম্বোধন করে বললেন £ তুমি এই বলেছিলে-আর তার 
জওয়াব এই; তুমি এই আপত্তি তুলেছিলে- আর তার জওয়াব এই । এভাবে 
প্রত্যেকের জওয়াব তিনি দিয়েছিলেন। যখন তিনি সভা থেকে উঠলেন, আমি 
তার পিছু পিছু চললাম এবং তাকে আপাদমস্তক দেখতে লাগলাম । তিনি 
বললেন ঃ তুমি কী দেখছ? আমি বললাম £ আমি দেখছি, আপনার কতটি মুখ, 
কতটি কান আর কতটি চোখ (অর্থাৎ আপনি সবার কথাই শোনেন, সব কিছুই 
বোঝেন এবং সকলেরই উত্তর দেন)। এই কথা শুনে তিনি হেসে ফেললেন।১ 
একটি বর্ণনায় আছে 8 
আমি তাকে বললাম 8 আপনার সকল কথাই তো উপলন্ধিতে এল, কিন্তু এটা 
বুঝতে পারলাম না যে, আপনি প্রথম দিকে কেন চুপ করে থাকেন এবং কেন 
মু'তাধিলাদের কথা বলার সুযোগ দেন ? আপনার মর্যাদা তো এই যে, 
আপনিই কথা বলবেন, আলোচনা করবেন এবং আপত্তিগুলোকে নিজেই 
নিঃশেষ করে দেবেন। তিনি বললেন £ আমি সেই মসলা ও উক্তিগুলো 
আমার নিজ মুখে উচ্চারণ করাটাকে জায়েয মনে করি না। অবশ্য যখন এটি 
কুনিও মুর দিলো দের হয়ে: যায় তন রিনা, দেওয়া সত্যানুসারী 
হিসেবে আমার জন্য ফরয হয়ে যায়। ২ 
ইমাম আবুল হাসান আশ'আরী শাস্ত্রের মুজতাহিদ ও “ইলমে কালামের 
প্রতিষ্ঠাতা ছিলেন। পরের মুতাকাল্পিমগণ তীর আল্লাহ্‌প্রদত্ত প্রতিভা ও মেধা, তার 
কালামের গভীরতা, তীর সুক্ষ বুদ্ধি ও জ্ঞানের পরিপূর্ণতার কথা এক বাক্যে স্বীকার 
করেছেন। জনৈক ব্যক্তি কাষী আবূ বকর বাকিল্লানীকে, যিনি তার সমসাময়িকদের 
কাছে সুন্দর বাকভঙ্গির বক্তৃতা-বিবৃতি ও লেখনী শক্তির কারণে 'লিসানু'ল- 


১. তাবঈনু কিব 'বু'ল-মুফতারা, ৯৫ পৃ. । 


১১৮ সংগ্রামী সাধকদের ইতিহাস 


আইম্মাঃ’ উপাধি পেয়েছিলেন- বলেছিল ৪ আপনার কালাম আবুল হাসান 
আশ'আরীর কালাম অপেক্ষা অধিকতর উন্নত ও স্পষ্ট মনে হচ্ছে। তিনি জবাবে 
বলেছিলেন £ আবুল হাসানের কালাম বুঝতে পারাটাই তো আমার পরম 
সৌভাগ্য । ৯ 
“আল্লামা আবূ ইসহাক ইস্ফারাঈনীর আসন “ইলমে কালাম ও উসূলে- 
ফিক্‌হ-এর ক্ষেত্রে স্বীকৃত ও প্রতিষ্ঠিত। তিনি বলেন ৪ 
আমি শায়খ আবুল হাসান বাহেলী (ইমাম আবুল হাসান আশ'আরীর 
শাগরিদ)-র সামনে এমন ছিলাম- যেমন সমুদ্রের ভেতর একবিন্দু পানি; আর 
শায়খ আবুল হাসান বাহেলী বলতেনঃ আমার অবস্থান ও মর্যাদা আবুল হাসান 
আশ'আরীর সামনে এমন ছিল যেমন সমুদ্রের পাশে এক কাতরা পানি।২ 


আবুল হাসান আশ“আরীর পথ ও মত এবং তীর খিদমত 


ইমাম আবুল হাসান আশ'আরী মু“তাযিলা ও মুহাদ্দিছদের মধ্যে ভারসাম্যময় 
একটি পথ ও মত উদ্ভাবন করেন। তিনি মু'তাধিলাদের মত যুক্তি-বুদ্ধির সেই 
অসীম শক্তি ও ক্ষমতা- যা এঁশী তথা ইন্দ্রিয়াতীত বিষয়াবলীতেও অসংকোচে তার 
কাজ করতে পারে এবং যা আল্লাহ পাকের সত্তা ও গুণাবলী সম্পর্কেও ফয়সালা 
দিতে পারে-যেমন স্বীকার করতেন না, তেমনি কতক অত্যুৎসাহী মুহাদ্দিছীন ও 
হাম্বলী মযহাবের অনুসারীদের মত দীনের সাহায্য-সমর্থন (০১১৮) ও ইসলামী 
“'আকাইদের হেফাজতের জন্য যুক্তি-বুদ্ধির প্রতি অবজ্ঞা প্রদর্শন করাকেও জরুরী 
মনে করতেন না। তিনি মু'তাধিলা ও দার্শনিক 'আলিম-“উলামার সঙ্গে দার্শনিক ও 
জ্ঞানপূর্ণ ভাষায় কথাবার্তা বলতেন, যার ফলে তার মাযহাব ও “আকাইদ এবং 
আহলে সুন্নাহ্‌র মর্যাদা ও ওজন বৃদ্ধি পেত। (61৬৪০ ১১৪ 51০১০511154 
(“লোকের সঙ্গে তাদের জ্ঞান ও বুদ্ধি মাফিক কথা বল”) ছিল তার নীতি । 
যেভাবে জনসাধারণের বুদ্ধিবৃত্তির পরিমাপের দিকে খেয়াল রাখা জরুরী, ঠিক 
তেমনি জ্ঞান-গুণী ও পণ্ডিত ব্যক্তিদের বুদ্ধিবৃত্তির পরিমাপের দিকে লক্ষ্য রাখাও 
অপরিহার্য । 

আবুল হাসান আশ'তারী তার সমগ্র শক্তি দিয়ে অত্যন্ত খোলাখুলিভাবে প্রমাণ 
করেন যে, মুঁতাধিলারা ধর্মকে গ্রহণ ও তা উপলব্ধির ব্যাপারে নিজেদের র 
অনুসরণ ও নিজ ফের্কার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের অন্ধ আনুগত্য € ) 
করেছে এবং এঁ সব ব্যাপারে কিতাব ও সুন্নাহকে মূল উৎস হিসাবে মেনে নেয় নি, 


১. তাবঈনু কিয 'বু'ল-মুফতারা, ১২৬ পৃ. । 


সু'তাধিলা ফিতনা ও ইমাম আশ“আরী (র) ১১৯ 


বরং যে-ই কুরআনুল করীমের আয়াত ও তাদের ‘আকীদার মধ্যে বৈপরীত্য লক্ষ্য 
করেছে-অমনি অসংকোচে জটিল ব্যাখ্যা-বিবৃতির আশ্রয় নিয়েছে । 2431 ০2০3 
₹)১111৯০। ০০ নামক গ্রন্থে- যা তিনি মু‘তাযিলাদের থেকে আলাদা হবার পর 
প্রথম লিখেছিলেন_ বলেন £ 
ME Ls AH Jal ২1501 ১০ GAL ০৩ SHS ০০ ৩৪ 
কা 
০ ১৩৬০ YUL এক দেও Ys UUs 3 ll 0১৯ SG pel ol 
২ ০৮541] Ball ৩৪ ১৩ ০৮০] 5 UJ 
বাদ হণমৃদ ও সালাত (জেনে রেখ যে), মু'তাধিলা ও কাদরিয়া ফের্কা-যারা 
সত্য থেকে মুখ ফিরিয়ে নিয়েছে-তারা নিজেদের প্রবৃত্তির অনুসরণে স্বীয় 
ইমাম ও স্বীয় ফের্কার অগ্রবর্তী নেতাদের অন্ধ আনুগত্য ততোক 'লীদ) করেছে 
এবং নিজেদের রায় প্রতিষ্ঠিত করবার জন্য কুরআন মজীদের এমন সব 
মনগড়া ও জটিল ব্যাখ্যা-বিশ্লেষণ করেছে যার সমর্থনে আল্লাহ্‌ প্রদত্ত সুস্পষ্ট 
কোন দলীল নেই এবং রসূল আকরাম (সা) ও প্রাচীন বুযুর্গগণ (সাহাবা-ই 
কিরাম ও তাবিন্উন) থেকেও কোন বর্ণনা নেই৷? 
অতঃপর তিনি স্বীয় পথ ও মত সুস্পষ্ট করতে গিয়ে পরিষ্কার লিখেছেন ৪ 
১০0০ PES ০11 (62085) 1 00859 এ 0555 09241 0৬ 
৮01৩ Ls Gl ০০ ৪১৩ dl 4845 লি বিজি 23 
০৪ 4৮৪ dl ৬০০ sla ০1588 SS ও GAs AL ০৯৪৪ ৬৪৯৭৫ 
Uy 0৩145 4525০ 4১৯13 4৯০৩ ৮3৩ 23 441 ১০৪০ ০০৮৯ ১৪ এশশীগ 
dl 001 5511 45411 ows ATs LAL ৮531 4১8 OSH U3 AE 
53৩ ০০৭৭০০৭62৯4 E33 ELE © চ৩। ও ILA এন 855৩ ওলি 
Mess 45155 8585 fal ৩৪ বল 11 ২৮৯০৪ SLA এ ll 


* শি৪০ 
আমাদের ‘আকীদা, আমাদের পথ ও মত-খার ওপর আমরা কায়েম আছি- 
তা এই যে, আমাদেরকে কুরআন মজীদ ও সুন্নতে রাসূল সো) আকড়ে ধরতে 
হবে; সাহাবায়ে কিরাম, তাবি'ঈন ও হাদীছশাস্ত্রের ইমামগণ দ্বারা যা 
বর্ণিত-তাকে অনুসরণ করতে হবে । আমরা এই মত ও পথের ওপর দৃঢ়ভাবে 
কায়েম আছি এবং ইমাম আহমদ ইব্‌ন হাম্বল (র)-এর 'আকাইদ, মত ও পথ 
(আল্লাহ্‌ তার মুখমণ্ডল জীবন্ত ও সজীব রাখুন, তীর দর্জা সমুন্নত রাখুন এবং 

১. কিতাবু'ল-ইবানাতু “আন উসূলিদিয়ানাঃ, দাইরা £-ই-মা“আরিফ, হায়দরাবাদ থেকে প্রকাশিত, ৫ 


১২০ সংগ্রামী সাধকদের ইতিহাস 


তীকে প্রচুর পুরস্কার প্রদান করুন)-এর সমর্থক ও অনুসারী । যারা তার পথ ও 

মত থেকে আলাদা-আমরাও তাদের থেকে আলাদা। কেননা তিনি এমন 

একজন বুযুর্গ ইমাম ছিলেন, ধার হাত দিয়ে আল্লাহ তা“আলা সত্যকে উদ্ভাসিত 

করেছেন, গোমরাহী অপসৃত করেছেন, “সিরাত-ই-যুস্তাকীম” তথা সোজা- 

সরল পথকে আলোকিত করেছেন, বিদ“আতীদের বিদ'আত, বক্র স্বভাবীদের 

বক্রতা ও সন্দেহবাদীদের সন্দেহ দূরীভূত করেছেন। আল্লাহ তা'আলা এমন 

একজন মহান ইমামের ওপর-যিনি ভালবাসা ও শ্রদ্ধার পাত্র ছিলেন- তার 

অফুরন্ত রহমত নাযিল করুন।৯ 

কিন্তু তার আসল কৃতিত্ব শুধু সুন্নাহর পথ ও মত এবং সাহাবা-ই-কিরাম ও 
তাবি'ঈনের ‘আকীদার অনুসরণ ও এজমালী সমর্থনের মধ্যে নয়। কেননা এ কাজ 
তো মুহাদ্দিছীন-ই-কিরাম ও সাধারণ হান্বলীরাও করছিলেন। তার আসল 
কৃতিতৃপূর্ণ অবদান হ'ল, তিনি কিতাব ও সুন্নাহর হাকীকত ও আহলে সুন্নতের 
“আকীদাকে যুক্তি-প্রমাণ দ্বারা প্রতিষ্ঠিত করেছেন এবং সু“তাধিলা ও অন্যান্য ফের্কা 
কর্তৃক অনুসৃত এক-একটি মসলা ও এক-একটি 'আকীদাকে তাদেরই ভাষা ও 
পরিভাষায় আলোচনা করে আহলে সুন্নত ওয়া'ল-জামা'আতের “আকীদার সত্যতা 
তাদেরই বর্ণনা ও যুক্তি-বুদ্ধি মাফিক স্পষ্টতর করে তুলেছেন। 

দীনের এই গুরুত্বপূর্ণ খেদমতের পূর্ণতা সাধন এবং যুগের এই বিরাট দায়িতু 
ও কর্তব্য সম্পাদন করতে গিয়ে তিনি মু‘তাযিলা ও অন্যান্য পরাজ্সুখ ফেব্কার 
ক্রোধের পাত্রে পরিণত হন। আর এমনটি হওয়া ছিল অত্যন্ত স্বাভাবিক | কিন্তু 
তিনি সেই সাথে কট্টর মুহান্দিছ ও অনড় হাম্বলীদের আপত্তির শিকারেও পরিণত 
হন যাদের নিকট এসব আলোচনা ও বিতর্কে অংশ গ্রহণ, দার্শনিকদের পরিভাষা 
ব্যবহার ও ধর্মীয় মসলা-মাসায়েলের ক্ষেত্রে যুক্তি-প্রমাণের আশ্রয় গ্রহণ করাটাই 
ছিল বক্রতা ও গোমরাহীর নামান্তর । . 

ইমাম আবুল হাসান আশ“আরী সু'তাধিলাদের প্রতিযোগী ও সমালোচক হওয়া 
সত্ত্বেও এই ধারণার সঙ্গে একমত ছিলেন না যে, ইসলামী “আকীদা সম্পর্কে যে সব 
সমস্যা ব্যাপকভাবে দেখা দিয়েছে-হাদীছে এসব মসলা-মাসায়েল, আলাপ- 
আলোচনা ও বিতর্কের অনুকূলে কোন শব্দ বা পরিভাষা নেই। মুহাদ্দিছদের মতে 
পরিভাষার এত খোৌজাখুঁজিতে সুন্নাহ ও শরীয়তের মর্যাদা ক্ষুণ্ন হয় এবং এতে 
সুন্নাহর পরাজয় ও কমযোরী প্রমাণিত হয়। কেননা “আকাইদের উৎস হ'ল ওয়াহী 
ও নবৃওতে মুহাম্মাদী সো) এবং এর মাধ্যম হ'ল ‘ইলমে কিতাব, সুন্নতে রাসূল 


১. ফিতাবু'ল-ইবানাতু ‘আন উসুলিদ্দিয়ানাঃ, পৃ. ৮। 


সু'তাধিলা ফিতনা ও ইমাম আশ'আরী রে) ১২১ 


(সা) ও সাহাবায়ে কিরাম (রা)-এর বর্ণনা ও বাণীসমষ্টি। অতএব, এই রাস্তা 
মু‘তাযিলা ও দার্শনিকদের থেকে একেবারেই ভিন্ন । কিন্তু ইমাম আশ'আরী 
‘আকাইদের সাক্ষ্য-প্রমাণে সহায়তা করবার জন্য যৌক্তিক ও বুদ্ধিবৃত্তিক দলীল- 
প্রমাণ, যুগ প্রচলিত শব্দ-সম্ভার ও পরিভাষাসমূহের দ্বারা কাজ নেওয়াকে কেবল 
জায়েয নয়, বরং সময়ের দাবির ভিত্তিতে অত্যন্ত যুক্তিযুক্ত ও জরুরী মনে 
করতেন । সেই আলোচনা ও বিতর্ক-যার সম্পর্ক যুক্তি-বুদ্ধি ও ইন্দ্রিয়ানুভুতির সঙ্গে 
এবং মু'তাধিলা ও দার্শনিকগণ যেটাকে (অযথা) “আকাইদের আলোচনার অংশ 
বানিয়ে দিয়েছিল এবং নিজেদের মেধা, প্রতিভা ও বাকচাতুর্ষের দ্বারা যেটাকে হক 
ও বাতিলের মানদণ্ড হিসাবে অভিহিত করেছিল, ইমাম আবুল হাসান আশ“আরীর 
মতে, তা থেকে সরে আসা কিংবা তাকে এড়িয়ে চলা ঠিক নয় এবং শরীয়তের 


‘আকীদা ও এশী দর্শনের বৃত্তের ভেতর যেসব নতুন প্রশ্নের জন্ম হচ্ছে অথবা নতুন 
আপত্তি ওঠানো হচ্ছে-সে সবের জওয়াব তারা দেবেন এবং যুগের যুক্তি-বুদ্ধি 
মাফিক সত্য-সঠিক “আকীদাকে দলীল-প্রমাণ সহকারে প্রমাণিত করবেন। তিনি 
(ইমাম আরুল হাসান আশ'আরী) এই উদ্দেশ্য ও লক্ষ্যকে প্রমাণ করবার জন্যই 
3501 ৮৪.০০৩২ ০:৯৯ নামে একটি পুস্তিকা লিখেন। 

যা হোক, ইমাম আশ'আরী দু'টি দলের সন্তুষ্টি ও অসস্ুষ্টিকে উপেক্ষা করে 
দীনের সাহায্য- এবং ঈমান ও “আকীদার হেফাজতের জন্য যেসব কর্মপন্থা ও 
কর্মপদ্ধতিকে জরুরী মনে করেন, বিরাট সাহসিকতার সাথে সেটাই গ্রহণ করেন 
এবং আপন লেখনী ও বাকশক্তি তাতেই নিয়োজিত রাখেন। ফলে মু'তাধিলা 
দার্শনিকদের ক্রমবর্ধমান সয়লাবকে তিনি থামিয়ে দিতে সক্ষম হন এবং বহু 
.স্মলিত পদকে সুদৃঢ় করেন। এভাবে আহলে সুন্নাহ্‌র 'আকাইদ ও সাহাবায়ে 
কিরামসহ প্রাচীন বুযুর্গ -মনীবীদের মতামতকে জোরালো ও যুক্তিপূর্ণ ভাষায় সমর্থন 
করবার কারণে আহলে সুন্নত ওয়া'ল-জামা'আতের সমর্থকদের মধ্যে নতুন আশা 
ও নতুন আস্থার সঞ্চার হয় । হীনমন্যতাবোধ থেমে যায় যা ঘুণের ন্যায় মুসলিম 
উ্মার একটি বিরাট অংশকে কুরে কুরে খাচ্ছিল। যু'তাখিলীরা তার উপর্যুপরি 
হামলার ফলে পিছু হটতে থাকে এবং নিজেদের হেফাজত ও নিজেদের মযহাবের 


১২২ সংগামী সাধকদের ইতিহাস 


অস্তিত্ব টিকিয়ে রাখার ব্যাপারে দুশ্তিন্তাপ্রস্ত হয়ে পড়ে। আবূ বকর ইব্‌ন 
আস-সায় রাফী বলেন ৪ 


মু'তাষিলীদের বেশ বাড় বেড়েছিল। তাদের মুকাবিলার জন্য আল্লাহ তা'আলা 
ইমাম আবুল হাসান আল-আশ*আরীকে সৃষ্টি করেন। তিনি স্বীয় মেধা ও 
যুক্তি-প্রমাণের সাহায্য মু'তাধিলীদের মুখ বন্ধ করে দেন। তীর কৃতিতৃপূর্ণ 
অবদানের কারণে তাকে মুজাদ্দিদ (ধর্ম-সংক্কারক তথা তীর পুনজীবন 
দানকারী) ও সুন্নাহূর মুহাফিজের মধ্যে গণ্য করা হয়। আবূ বকর ইসমা'ঈলীর 
মত কতক মনীষী দীনের তাজদীদ তথা পুনজীবন দান ও শরীয়তের 
দিয়েছেন। 


রচিত গ্রন্থাদি 

ইমাম আবুল হাসান আশ“আরী কেবল বিতর্ক, আলোচনা ও মৌখিক 
বন্তৃতাকেই যথেষ্ট মনে করে নিশ্চেষ্ট বসে থাকেন নি, বরং বাতিল ‘আকীদার 
প্রতিরোধকল্পে অনেক বিরাট পুস্তকও লিখেন। তিনি আহলে সুন্নত ওয়া'ল- 
জামা'আতের 'আকীদা মুতাবিক কুরআন মজীদের যে তাফসীর রচনা করেন- 
ইমাম যাহাবীর মতে তা তিরিশটি২ খণ্ডে বিভক্ত। কতক লেখক ইমাম আবুল 
হাসান আশ'আরীর রচিত গ্রন্থাদির সংখ্যা ২৫০ থেকে তিন শ'৩ পর্যন্ত হবে বলে 
মনে করেন! এ সব গ্রন্থের অধিকাংশই মু‘তাযিলা মতবাদ থ্রতিরোধকল্পে লিখিত; 
কিছু কিছু অপরাপর মযহাব ও ফেরকাসমূহের প্রত্যাখ্যানে লেখা হয়। এসব 
কিতাবের একটির নাম “কিতাবু'ল-ফুস্'ল” । এতে তিনি প্রকৃতিবাদী, দাহরিয়া, 
হিন্দু, ইয়াহুদী, “ঈসায়ী ও অগ্নি-উপাসক দার্শনিকদের মত ও পথের জোরালো 
সমালোচনা করেছেন। এটি একটি বিরাট গ্রন্থ এবং বারটি কিতাবের সংকলন ।8 
ইব্‌ন খাল্লিকান এ প্রসংগে কিতাবু'ল-লুমা', আল-মু'জিয, ঈযাহু*ল-বুরহান, আত- 
তাবঈনু “আন-উসুলিদ্দীন, আশ-শারহু' ওয়াভ্তাফসীলু ফি'র-রাদ্দি ‘আলা আহলি*ল- 
ইফ্ক ওয়াতাদ 'লীল নামক গ্রন্থেরও উল্লেখ করেছেন। যৌক্তিক, বুদ্ধিবৃত্তিক ও 
যেগুলোর মধ্যে 'কিতাবু'ল-কি "য়াস', “কিতাবু'ল-ইজতিহাদ", “খাবরু'ল-ওয়াহি "দ' 
১. তাবঈনু কিষ 'বু'ল-মুফতারা, ৫৩ পৃ. । 
২. আল-আশ'আরী , আবুল হাসান। 


৩. তাবঈনু কিয “বু'ল-মুফতারা, ১৩৬ পৃ. । 
৪, এ, ১২৮ গৃ। 


মু‘তাযিলা ফিতনা ও ইমাম আশ'আরী রে) ১২৩ 


প্রভৃতি উল্লেখযোগ্য । ইবৃন রাওয়ান্দীর 'ুতাওয়াতির' তথা অনবরত ও ক্রমাগতের 
নীতি অন্বীকৃতির (১১1৩3 3459) প্রত্যাখ্যানেও তীর একটি উল্লেখযোগ্য কিতাব 
রয়েছে। তিনি তীর “আল-“আমাদ” নামক গ্রন্থে সে সব গ্রন্থের নাম লিখেছেন যা 
তিনি ৩২০ হি. পর্যন্ত ওফাতের চার বছর পূর্বে রচনা করেছিলেন, সংখ্যার তা 
৬৮টি হবে। এর ভেতর কয়েকটি কিতাব দশ-বারো খণ্ডে সমাপ্ত। জীবনের শেষ 
চারটি বছরের ভেতরও তিনি অনেক কিতাব প্রণয়ন করেন। ৬৭১১ ০১০৪৭ 
নামক তীর প্রসিদ্ধ কিতাব অধ্যয়ন থেকে জানা যায় যে, তিনি কেবল একজন 
মুতাকান্লিমই ছিলেন না বরং “ইলমে 'আকাইদের একজন শীর্ষস্থানীয় পণ্ডিত এবং 
সেই সাথে একজন সতর্ক এ্রতিহাসিকও ছিলেন। তিনি এই গ্রন্থে মু'তাষিলা ও 
অন্যান্য ফেরকার কথিত উক্তি ও মযহাব যেভাবে লিপিবদ্ধ করেছেন তাতে তার 
অপরূপ সতর্কতা ও বিশ্বস্ততার পরিচয় মেলে ।১ 


ইবাদত ও ভাক্‌ "ওয়া | 

ইমাম আবুল হাসান কেবল একজন জ্ঞানবান ও বুদ্ধিমান মানুষই ছিলেন না 
বরং জ্ঞান ও বুদ্ধিবৃত্তির ক্ষেত্রে ইমামত ও ইজতিহাদের দর্জায় পৌছুবার সঙ্গে সঙ্গে 
"ইবাদত, তাক"ওয়া ও মহান চরিত্রেও শীর্ষস্থানীয় ছিলেন এবং এটি হচ্ছে প্রাচীন 
ইমামগণের সাধারণ বৈশিষ্ট্য । আহমদ ইব্‌ন আবী ফকশীহ বলেন, “আমি ইমাম 
আবুল হাসানের বিশ বছর খেদমত করেছি। আমি তীর চেয়ে বেশী পরহ্ষেগার, 
সতর্ক ও সংযমী, লজ্জাশীল, জাগতিক ব্যাপারে লাজুক ও পারলৌকিক ব্যাপারে 
অধিক দৃঢ় কাউকে দেখি নি।”২ মুভাকাল্লিম আবুল হুসায়ন হারবী বলেন, “ইমাম 
আবুল হাসান বছরের পর বছর “ইশার ওযু দিয়ে ফজরের সালাত আদায় 
করেছেন।”৩ তীর খাদেম বুন্দার ইবৃন আল-হুসায়ন বলেন, “ইমাম আবুল হাসান 
কেবল সেই একটি মাত্র স্থাবর সম্পত্তির ওপর জীবিকা নির্বাহ করতেন যা তার 
পিতামহ বিলাল ইবন আবী বূরদাহ ইবন আবী মূসা আশ“আরী ওয়াক্‌-ফ করে 
গিয়েছিলেন যার দৈনিক আমদানী ছিল সতের দিরহাম 1”8 


eT 
১. মশহুর প্রাচ্যবিদ ঘণভ্রধভডপ তীর_ল্রফধব উরণণঢ নামক গ্রন্থের ৮৮ পৃষ্ঠায় এবং য়াহনার 
৬৭১০১1 ০২৪০ নামক গ্রন্থের ভূমিকায় এর বিরাট প্রশংসা করেছেন (আল-আশ'আরী, আবুল 


হাসান)। 
২ টি কিয্বু'ল-মুফতারা, ১৪১ পৃ. ! 
৩.এঁ। 
৪. এ, ১৪২ ও ইব্‌ন খাল্লিকান, ৪৬৫ পৃ. খতীবের হাওলাসহ। 


১২৪ সংগ্রামী সাধকদের ইতিহাস 


ওফাত 

৩২৪ তিজরীতে ইমাম আবুল হাসান আশ'আরী ইনতিকাল করেন এবং 
বাগদাদের মহল্লা মাশরাউ "য-যাওয়ায়াতে তাকে দাফন করা হয়।৯ তার জানাযায় 
একটি ঘোষণা দেওয়া হয়েছিল, “আজ সুন্নতের সাহায্য ও সমর্থনকারীর 
ইনতিকাল হয়ে গেছে।” 


ইমাম আবু মনসুর মাতুরিদী 

সেই যুগেই মুসলিম বিশ্বের অপর এক প্রান্তে “মাউরাউন্নাহ্র” নামক স্থানে 
অপর একজন ‘আলিম ও সুতাকাল্লিম আবু মনসূ-র মাতুরিদী (মৃ. ৩৩২ হি.) ‘ইলমে 
কালাম ও “আকাইদে ইসলামের খেদমতে মনোনিবেশ করেন।২ তিনি অত্যন্ত 
ভারসাম্যপূর্ণ মস্তিষ্কের অধিকারী ছিলেন। মু'তাধিলাদের সঙ্গে সদা-সর্বদা 
মুকাবিলারত থাকার কারণে ইমাম আবুল হাসানের “ইলমে কালামে কতকগুলো 
চরমপন্থী কথাবার্তার অনুপ্রবেশ ঘটে এবং পরবরতীকালের আশ'আরীপস্থিগণ 
ব্যাপারটাকে আরও বাড়িয়ে দেন। ইমাম আবূ মনসুর সে সব অপ্রয়োজনীয় ও 
বাহুল্য কথাবার্তা, যা আশ'আরী “ইলমে কালামের অংশে পরিণত হয়ে 
গিয়েছিল-বাদ দিয়ে দেন এবং আহলে সুন্নত ওয়া'ল-জামা'আতের “ইলমে 
কালামকে আরও সংস্কৃত, পরিশীলিত ও ভারসাম্যপূর্ণ করে তোলেন । ইমাম আবু 
মনসুর ও তার অনুসারীদের এই ইখতিলাফ ছিল আংশিক, খুঁটিনাটি বিষয়ে ও 
সীমাবদ্ধ গণ্ডীতে। যে সব মসলা-মাসাইলে ইমাম মাতুরিদীর অনুসারিগণ 
আশ'আরীপস্থীদের সঙ্গে ইখতিলাফ করেছেন-তা তিরিশ-চল্লিশটির বেশি নয় এবং 
বেশির ভাগই শব্দগত।৩ 


‘আকীদাগত ও নীতিগতভাবে যেমন আশ'আরী মতের অনুসারী, তেমনি হানাফী 
‘উলামায়ে কিরাম ও মুতাকাল্লিমীন সাধারণত ইমাম মাতুরিদীর অনুসারী । ইমাম 


১. ইবৃন খাল্লিকান-৪৬৪ । 

২. এই যুগ মু'তাধিলাবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া এবং সুন্নী ‘ইলমে কালাম ও “আকাইদের সংকলনের বিশেষ যুগ ছিল। 
“ইমাম আবুল হাসান আশ'আরী ছাড়াও সে যুগে মিসরে তাহাবী (সৃ. ৩১ হি.) এবং সমরকন্দে ইমাম আবু মনসূর 
মাতুরিদী (মৃ. ৩৩ হি.) জন্য নেন। প্রথমোল্লিখিত ব্যক্তি তার দু'জন নামকরা সমসাময়িকের যুকাবিলায় “ইলমে 
কালামে তেমন খ্যাতি লাভ করেননি এবং ইমাম আবূ মনসুর যাতুরিদীর ওডদমমফ মত“দমল্র্দর আশ'আরী 
ওডদমমফ-এর সঙ্গে মিশে যায়। 

৩. 'আদু "দিয়া তা'লীক তে শায়খ মুহাম্মদ ‘আবদুহু প্রমাণ করেছেন যে, এই সব মসলার সংখ্যা তিরিশের বেশি হবে না 
(ইবন তায়মিয়া, মুহাম্মদ আবু যাহরাকৃত-১৮৪ পৃ.)। 


সু'তাধিলা ফিতনা ও ইমাম মাতুরিদী রে) ১২৫ 


আবু মনসূর একজন বড় লেখকও ছিলেন। যু“তাষিলা, রাফেযী ও কারামেতা 
মতকে খণ্ডন করতে গিয়ে তিনি বিরাট বিরাট গ্রন্থ রচনা করেন৷ তীর ১2১. 
১1১5 নামক গ্রন্থটি বিষয়বস্তুর দিক দিয়ে একটি মহামূল্যবান গ্রন্থ যদ্ধারা তার 
বিরাট যোগ্যতা, বৃদ্ধিবৃত্তিক জ্ঞান ও উন্নত মেধার পরিচয় পাওয়া যায়। 

ইমাম আবুল হাসান আশ'আরী যেহেতু মু'তাষিলা মতবাদ ও 
মু'তাষিলাপন্থীদের সঙ্গে সরাসরি মুকাবিলা করেছিলেন এবং তৎকালীন মুসলিম 
বিশ্বের জ্ঞান-কেন্দ্র ইরাকে ছিলেন (যেখানে মুতাধিলাদের বিরাট শক্তি কেন্দ্রীভূত 
ছিল)-তাই সেখানকার বিছজ্জন সভাকে তিনি অধিক প্রভাবিত করতে পেরেছিলেন 
এবং "ইলমে কালামের ইতিহাসে তীর নাম বিখ্যাত হয়ে আছে। 


আশআরী অনুসারী “উলামা ও ভীদের জ্ঞানগত প্রভাব 


ইমাম আশ'আরীর পর তাঁর সিলসিলায় ও চিত্তাধারায় জলীনু'ল-কদর 
“উলামা, মুতাকাল্লিম ও উত্তাদের আবির্ভাব হয়। তারা তামাম মুসলিম বিশ্বের 
ওপর নিজেদের উন্নত মেধা ও যোগ্যতার প্রভাব কায়েম করেন এবং তাঁদেরই 
কারণে মুসলিম বিশ্বের জ্ঞানগত ও মেধাগত (৮১৯3) নেতৃত্ব মুতাধিলাদের কাছ 
থেকে ‘উলামায়ে আহলে সুন্নত ওয়া*ল-জামা“আতের হাতে চলে আসে । চতুর্থ 
শতাব্দীতে কাবী আবূ বকর বাকিল্লানী (মৃ. ৪০৩ হি.) ও শায়খ আবু ইসহাক 
ইস্ফারাঈনী (মৃ. ৪১৮ হি.) অত্যন্ত নামকরা মুতাকাল্লিম ও মর্যাদাবান ‘আলিম 
ছিলেন। পঞ্চম শতাব্দীতে ‘আল্লামা আবু ইসহাক শীরাষী (মৃ. ৪৭৬ হি.) ও 
ইমাযুল-হ রামায়ন আবুল মা“আলী “আবদুল মালিক আল-জুওয়ায়নী (মৃ. ৪৬৮ 
হি.) তীদের ‘ইল্ম ও বদান্যতার বদৌলতে সবিশেষ খ্যাতি লাভ করেন। 

‘আল্লামা আবু ইসহাক শীরাধী নিজামিয়া মাদরাসার প্রধান অধ্যাপক (সদর 
সুদার্রিস) ছিলেন । খলীফা মুক'তাদী বিল্লাহ তাকে মালিক শাহ সালজুকীর নিকট 
দূত করে পাঠান। তিনি আড়মবরপুর্ণ মর্যাদার সঙ্গে বাগদাদ থেকে নিশাপুর 
পৌছেন। যে শহরের ওপর দিয়েই তিনি যেতেন, সেখানকার নাগরিকবৃন্দ তাকে 
বিপুলভাবে অভ্যর্থনা জানাত। ভক্তি ও শ্রদ্ধার আবেগাতিশয্যে তারা তার পায়ের 
নীচের মাটি উঠিয়ে নিত। দোকানদাররা তাদের পণ্য-দ্রব্যাদি তার উদ্দেশ্যে 
উৎসর্গ করত এবং মিঠাই, ফলমূল, মূল্যবান কাপড়-চোপড় বৃষ্টিধারার ন্যায় তার 
দিকে নিক্ষেপ করত ৷ তিনি নিশাপুর পৌছলে গোটা শহর তার অভ্যর্থনায় ভেঙে 
পড়ে। ইমামু'্ল-হারামায়ন তীর অশ্বের জিনের ওপরকার আচ্ছাদনী স্বীয় স্কন্ধের 


১২৬ সংগ্রামী সাধকদের ইতিহাস 


ওপর রেখে খাদেমের ন্যায় তার আগে আগে অগ্রসর হন এবং বলেন, আমি এ 
জন্য গবিত।১ 

আল্প আরসালান সালজুকীর সাগ্রাজ্যে ও নিজামু*ল-মুল্ক-এর মন্ত্িতুকালে 
সর্ববৃহৎ ইসলামী রাষ্ট্রে ইমায়ু'ল-হ্ণারামায়নের সবচেয়ে বড় ধর্মীয় পদমর্যাদা ছিল। 
তিনি নিশাপুরে খতীব, ইসলামী আওকশফের নাজিম ও তত্বাবধায়ক এবং 
নিজামিয়া মাদরাসার প্রধান অধ্যাপক ছিলেন । ইবৃন খাল্লিকান লিখেন ৪ 


41117৮5৮৪15 ২৩১০ ১৪৪ হল শু ০০০ (০ LS 12 এও 
+ Tall বিল এরি Ales ০৯৪০৪ GUMS DAA ০৯০ 

তিরিশ বছর পর্যন্ত তিনি এভাবে অবস্থান করেন যে, ‘ইল্‌ম ও ধর্মীয় ময়দানে 

তার কোন সমকক্ষ কিংবা প্রতিদ্বন্থী ছিল না। মেহরাব ও মিম্বরের তিনি ছিলেন 

সৌন্দৰ্য । খুতবা, কিংবা দর্স প্রদানে, ওয়া'জ-নসীহত কিংবা আলোচনা 

বৈঠকে তাকেই সর্বাধিক যোগ্য মনে করা হ'ত। 

তার প্রভাব-প্রতিপত্তি ও উচ্চ মরতবার অবস্থা ছিল এই যে, একবার মালিক 
শাহ সালজুকী “ঈদের চাদ দেখার ঘোষণা দিয়ে দেন। ইমামু'ল-হ ণরামায়নের মতে 
চাদ দেখা প্রমাণিত হয় নি বিধায় তিনি প্রচার করে দেন, আগামীকাল পর্যন্ত 
রমযান মাস। যে আমার ফতওয়ার ওপর আমল করতে চায় তাকে আগামীকাল 
রোযা রাখতে হবে। মালিক শাহ এ ব্যাপারে তাকে জিজ্ঞাসা করলে তিনি 
বলেছিলেন, “সাম্রাজ্য বিষয়ক ফরমানের ক্ষেত্রে আপনার আনুগত্য ও অনুসরণ 
আমাদের ওপর বাধ্যতামূলক । তবে শরীয়তের নির্দেশের ক্ষেত্রে উলামায়ে 
কিরামের ফতওয়া সবার জন্যই পালনীয় । রোযা রাখা, “ঈদ উদ্যাপন এসব 
ফতওয়ার বিষয় ; এ সবের ওপর বাদশাহ্র কোন কর্তৃতৃ নেই।” অনন্তর বাদশাহ 
ঘোষণা করেন, “আমার, নির্দেশ ভুল ছিল, ইমামু'ন-হরামায়নের হুকুমই সঠিক |” "২ 
পড়েছিল মুসলিম বিশ্ব। তার শাগরিদের সংখ্যা ছিল চার শ'র মত। সকলেই 
শোকে-দুঃখে তাদের দোয়াত-কলম ভেঙে ফেলেছিল। লোকে একে অপরকে 
শোক জ্ঞাপন করত । সারা বৎসরই এই অবস্থা বিরাজমান ছিল। ৩ 

নিজামু'ল-মুল্ক তুসীর মন্্িত্বকালে- যিনি “আকীদাগতভাবে আশ'আরী 
ছিলেন এবং সে যুগের সর্ববৃহৎ মুসলিম সাম্রাজ্যের (সালজুকী) দণ্ডমুণ্ডের কর্তা 


২. আখলাকে জালালী, ১১৯পৃ. । 
৩, ইব্‌ন খাল্লিকান, ২য় বণ্ড, ২৪৪ পৃ. । 


মু'তাধিলা ফিতনা ও ইমাম মাতুরিদী ১২৭ 


ছিলেন- আশ'আরী মতবাদের বিরাট বিস্তার লাভ ঘটে এবং তা সরকারী 
সাহায্য-সমর্থনও লাভ করে । বাগদাদ ও নিশাপুরের নিজামিয়া মাদরাসাসমূহ- 
যেগুলো আশ'আরী “উলামা ও শিক্ষকমণ্ডলীর তত্ত্বাবধানে ছিল-আশ“আরী 
মতবাদকে জ্ঞানগত বিস্তৃতি ও দৃঢ়তা দান করে। বাগদাদের নিজামিয়া মাদরাসা 
ছিল তৎকালীন মুসলিম বিশ্বের সর্বশ্রেষ্ঠ শিক্ষা-প্রতিষ্ঠান দোরু'ল-উলৃম) এবং 
বিরাট সন্মান ও শ্রদ্ধার বস্তু। এখানে পড়া ও পড়ানো ছিল এক বিরাট গর্বের 
বিষয়। অতএব, এর প্রভাবে ছাত্র ও জনসাধারণের আশ“আরী মতবাদ দ্বারা 
প্রভাবিত হওয়াটা ছিল অত্যন্ত স্বাভাবিক। 


সপ্তম অধ্যায় 


“ইলমে কালামের অবনতি, দর্শন ও বাতেনী মতবাদের বিকাশ 
এবং একজন নতুন সুতাকাল্লিমের আবশ্যকতা 


“ইলমে কালামের বিপথ গমন ও অধঃপতন 


সে সময় যদিও আশ'আরী ‘উলামায়ে কিরামের চিন্তাধারা গোটা মুসলিম 
বিশ্বের শিক্ষা ব্যবস্থা ও মাযহাবী জীবনের ওপর ছেয়ে গিয়েছিল, কিন্তু খোদ সে 
চিন্তাধারার মধ্যেই দেখা দিয়েছিল দ্বিধা-ছন্দ ও দুর্বলতা । ইমাম আবুল হাসান 
আশ'আরীর শক্তিশালী ব্যক্তিত্ব, বুদ্ধিবৃত্তি ও মুজতাহিদসুলভ মস্তিক্ষ মুতাধিলাদের 
যাদুর মায়া জাল ছিন্নভিন্ন করে দিয়েছিল এবং সুন্নত ও শরীয়তের ক্ষমতাকে 
নতুনভাবে সুপ্রতিষ্ঠিত করে দিয়েছিল। এ ক্ষেত্রে শুধু তার উসূল তথা মূলনীতি ও 
কায়দা-কানুনেরই ভূমিকা ছিল না, বরং তার উন্নত মেধাগত যোগ্যতা, পাণ্ডিত্য 
সুলভ ও যুক্তিসিদ্ধ ইজতিহাদী ক্ষমতারও বিরাট ভূমিকা ছিল। কিন্তু তার 
অনুসারীরা ক্রমান্বয়ে মানসিক স্থবিরতা ও বুদ্ধিবৃত্তিক নিঃস্বতার শিকারে পরিণত 
হয়। ফলে “ইলমে কালামে এবং তাজদীদ ও ইজতিহাদে অনুকরণ ও তস্য 
অনুকরণের সিলসিলা শুরু হয়ে যায়। যে সমস্ত লোক যুগের পরিবর্তনকে অনুভব 
করতে সক্ষম হন তারা নতুনত্রে অনুসারী হন এবং “ইলমে কালামে এমন সব 
যুক্তি ও প্রমাণ-পদ্ধতি ঢুকিয়ে দেন যা কুরআনুল করীমের যুক্তি ও প্রমাণ-পদ্ধতির 
মত প্রকৃতিসক্মত, সাধারণের বোধগম্য ও চিত্তাকর্ষক ছিল না।১ এভাবে তার 
আহলে সুন্নত ওয়া'ল-জামা“আত এবং সাহাবা-ই-কিরাম ও তাবিঈনের মত ও 
তাহের নি রাহ বছরকে নিভে মাব্নিক মনেও 
তারা সম্মান ও মর্যাদার অধিকারী হতে পারেন নি। 


অপরদিকে খলীফা মামুনের আগ্রহাতিশয্যে ও অনুবাদকদের কঠোর পরিশ্রম 
ও সাধনার ফলে সুরিয়ানী, গ্রীক ও ফারসী ভাষা থেকে খ্রীক দর্শনের বহু গ্রন্থ, 
বিশেষ করে ্যারিস্টটলের রচনাবলী আরবীতে ভাষাত্তরিত হয়ে গিয়েছিল এবং তা 


১. যেমন ইবৃন তায়মিয়া €র) তার কতক রচনায় বিশেষ করে “আর-বাদ্দু 'আলা*ল-মানতি 'কি“ফ্টীন”-এ 
করেছেন। 


“ইলমে কালামের অবনতি ১২৯ 


দ্রুত মুসলমানদের বুদ্ধিবৃত্তি ও চিন্তা-ভাবনা ওপর প্রভাব বিস্তার করছিল। অবশ্য 
এই ভাষান্তরে যুক্তিবিদ্যা, পদার্থবিদ্যা, অংকশাস্ত্র ও আরো কিছু বিষয় ছিল যার 
ব্যবহারে ক্ষতির কোন আশংকা ছিল না। তবে যে সমস্ত বিষয় ছিল এশী ও 
ইন্দ্িয়াতীত তা ছিল প্রকৃতপক্ষে গ্রীকদের সেই প্রতিমাবিদ্যা (দেবমালা) যাকে 
তারা বেশী চালাকি ও চাতুর্ষের সঙ্গে দার্শনিফসুলভ ভাষা ও শাস্ত্রীয় (৮4) 
পরিভাষার পোষাকে আবৃত করে নিয়েছিল। এগুলো ছিল স্রেফ মনগড়া ও 
কাল্পনিক ইন্দ্রজাল যার কোন অস্তিত্ব বা বাস্তবতা ছিল না। এমন একটি উম্মত 
যাদেরকে আল্লাহ তা'আলা নবৃওত-রূপ সম্পদ দ্বারা ধন্য করেছিলেন এবং 
মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সা)-এর মাধ্যমে স্বীয় সত্তা ও গুণাবলীর সঠিক পরিচয় 
এবং মানব জাতির ও বিশ্বজগতের আদি-অন্ত, সূচনা ও পরিণতির নিশ্চিত 
জ্ঞান দান করেছিলেন, তাদের এই সব মনগড়া কল্প-কাহিনী, রূপকথা ও 
ধন্্জালিক কায়কারবারে মগ্ন হবার কিংবা এই সব বিষয়ের গবেষণায় কালক্ষেপণ 
করার কোন প্রয়োজনই ছিল না। কিন্তু যে সমস্ত লোক গ্রীকদের যুক্তিবিদ্যা, 
প্রকৃতিবিদ্যা তথা দর্শন ও অকশাস্ত্ের ছারা প্রভাবিত ছিল-তারা এশী সংক্রান্ত এ 
সমস্ত বিষয়কেও আসমানী কিতাবের মতই কবুল করে নেয় এবং এমন ভাব 
দেখায় যেন তাদের নিকট রসুল ও আসমানী কিতাবের মাধ্যমে কোন এশী জ্ঞানই 
আসেনি। 


গ্রীক দর্শনের আরব অনুবাদক ও ভাষ্যকার 

গ্রীক দর্শন মুসলমানদের মধ্য থেকে ইয়াকুব আল-কিন্দী (মৃ. ২৫০ হি.), 
আবু নসর ফারাবী (মৃ. ৩৩৯ হি.) ও শায়খ আবু “আলী ইব্‌ন সীনা (মৃ. ৪২৮ 
হি.)-এর মত উৎসাহী উকীল ও সমর্থক পেরে যায়। স্বয়ং গ্রীসেও এঁদের মত 
প্রতিভার নজীর মেলা ছিল ভার। তীরা এযারিস্টটলকে পবিত্রতা ও জ্ঞান-বিজ্ঞানের 
এমন একটি মর্যাদায় €ওয়াজিবু'ল-ওজুদ) পৌছিয়েছেন যা সম্ভবত গ্রীক ধর্মতত্ের 
সূচনা কালেও ঘটেনি। এটাও একটা দুর্ভাগ্য যে, মুসলমানদের ভাগে গ্রীসের 
জ্ঞান-ভাগ্তারের যে অংশ পড়েছিল তার অধিকাংশই ছিল গ্যারিস্টটলের রচনাবলী 
ও চিন্তাধারা, যা পয়গন্বরদের শিক্ষা তথা ধর্মের (১2২) রূহ ও মেযাজের সঙ্গে খুব 
কমই সম্পর্ক রাখত ৷ আরেকটি দুর্ভাগ্য এই যে, আরব দার্শনিকদের ভেতর কেউই 
গ্ৰীক দর্শনের আসল উৎস ও তার মূল ভাষা সম্পর্কে ওয়াকিফহাল ছিলেন না। 
তাদের সকল নির্ভরতা ছিল মূলত অনুবাদের ওপর । আর অনুবাদ থেকে মূল 
লেখকের অভিপ্রায় বুঝে ওঠা মোটেই সহজ নয় । উপরন্তু মুসলিম পণ্ডিতদের ওপর 
সব্খামী সাধক-(১ম)-৯ 


১৩০ সংগ্রামী সাধকদের ইতিহাস 


গ্যরিশ্টটলের জ্ঞানগত প্রভাব ও তার ব্যক্তিত্বের যাদু এমনিভাবে ক্রিয়াশীল ছিল 
যে, তারা তীর চিন্তাধারা ও মতামতের ওপর আলোচনা-সমালোচনা করবার 
প্রয়োজনটুকুও বোধ করেন নি, বরং যুক্তিতর্কের বিষয়গ্তলোকেও ওয়াহীর মত 
অটল ও অন্রান্ত বাণী বলে তারা ধরে নিয়েছিলেন । 


জামা“আতে ইখওয়ানু*দ-সাফা ও তাদের পুস্তিকাসমূহ 
চতুর্থ শতাব্দীর শেষ ভাগে মুসলিম বিশ্বের ওপর গ্রীক দর্শনের প্রভাব পড়ে । 
প্রত্যেক মেধাসম্পন্ন ও অনুভূতিপ্রবণ যুবক উক্ত দর্শনকে আগ্রহ ও মর্যাদার চোখে 
দেখত ৷ চতুর্থ শতাব্দীর মধ্যভাগেই বাগদাদে “ইখওয়ানু'স-সাফা” নামে 'ক্রী 
ম্যাসন' ধরনের একটি গোপন সংগঠন গড়ে ওঠে, যার ভেতর গ্রীক দর্শনকে 
মানদণ্ড ধরে ধর্মীয় আলোচনা ও ‘আকাইদের ওপর কথাবার্তা হ’ত এবং সেই 
নিরিখে উদ্ভূত সমস্যাবলীর সমাধান বের করা হস্ত। এই সংগঠনের কর্মসূচী 
তাদের ভাষায়ই ছিল নিম্নরূপ ৪ 
Ys S¥SLAU SEL সহী cit 5 LSS Lyd Sl 
slay 2০৫৯1] LA LY 255415105 31 0৯১৫5508175 5911 425৪ 
Tall abil গেছেন এটাও LaLa 
+ JES Les S530 oll 
ইসলামী শরীয়ত মূর্খতা ও গোমরাহীর সংমিশ্রণে দূষিত হয়ে গেছে। একে 
কেবল দর্শন দ্বারাই ধৌত ও পবিত্র করা যায়। কেননা দর্শন ‘আকীদাগত 
জ্ঞান, হিকমত ও ইজতিহাদী উপযোগিতাকে পরিবেষ্টন করে আছে। এখন 
কেবল গ্রীক দর্শন ও শরীয়তে মুহাম্মদীর সংমিশ্রণের দ্বারা পরিপূর্ণরূপে বাঞ্ছিত 
বস্তু লাভ করা যেতে পারে।১ 
তারা তাদের বিশিষ্ট সাথীদেরকে বিশেষভাবে নির্দেশ দিয়েছিল, তারা যেন 
বয়স্ক ও দৃঢ় বিশ্বাসী লোকদের ব্যাপারে বেশী সময় নষ্ট করার পরিবর্তে যুব ও 
অল্পবয়সী তরুণদের দিকে বিশেষভাবে নজর দেয় এবং তাদেরকে তাদেরই 
চিন্তাধারা দ্বারা প্রভাবিত করার চেষ্টা চালায়। কেননা বয়স্ক লোকদের ভেতর 
“আকীদাগত দৃঢ়তা ও স্থবিরতা বিদ্যমান থাকায় তারা নতুন জিনিস গ্রহণের পথে 
বাধা হয়ে দীড়ায়। কেবল যুবা ও তরুণরাই নতুন বস্তু কবুল করার মত যোগ্যতা 
রাখে । ২ 


১. তারীখ ফালাসাফাতু'ল-ইসলাম়ু ফি'ল-মাশরিক' ওয়া'ল-মাগ 'রিব, মুহাম্মাদ লুত “ফী জুমু'আ, ২৫৩ পৃ. । 
২. প্রান্তক্ত, ২৬০-৬১ পৃ. । 


“ইলমে কালামের অবনতি ১৩১ 


তারা এই আলোচনা ও দৃষ্টিভঙ্গির ভিত্তিতে ৫২টি পুস্তিকা প্রণয়ন করে। 
তাদের 'রাসাইল ইখওয়ানু'স-সাফা' নামক পুস্তক সাহিত্য ও ইতিহাসে মশহুর 
হয়ে আছে। এতে প্রকৃতি বিজ্ঞান, অংকশান্ত্র ও বুদ্ধিবৃত্তিক আলোচনাও রয়েছে। 
মু'তাষিলা ও তাদের সমমনা ও সমমতাবলহ্বী লোকেরা অত্যন্ত আগ্রহের সাথে 
'রাসাইল'কে লুফে নেয়। এগুলো তারা তাদের মজলিসে পড়ত এবং যেখানেই 
যেত সঙ্গে নিয়ে যেত। এমন কি এক শতাব্দীর মধ্যে তা স্পেন পর্যন্ত গিয়ে 
পৌছে।১ 


মু'তাষিলা ও দার্শনিকদের মধ্যকার পার্থক্য 


মুতাধিলাদের ছারা জ্ঞাত ও অজ্ঞাতসারে শরীয়ত ক্ষতিগ্রস্ত হয়েছিল । তারা 
জ্ঞান-বুদ্ধির শক্তিকে সীমাহীন মনে করে আল্লাহ্র যাত ও সিফাত (সত্তা ও 
গুণাবলী)-এর ন্যায় নাযুক ও বুদ্ধিবহির্ভূত (বুদ্ধির পরিপন্থী নয়) সমস্যাকে 
শিশুদের ভ্রীড়া-কৌতুকে পরিণত করেছিল । কিন্তু তারা মুলত ধর্মীয় 
মানসিকতাপুষ্ট লোক ছিল, ওয়াহী ও নবৃওতের ওপর ঈমান রাখত এবং সাধারণত 
মলিনতা (০৪২৯), অন্যায় ও পাপাচার থেকে সতর্ক থাকত। তারা “ইবাদত- 
বন্দেগী ও দীনী দা‘ওয়াতের ব্যাপারে উৎসুক ছিল এবং “আমূর বি’'ল-মা'রফ ও 
নাহী 'আনি'ল-সুনকার' তথা সৎ কাজে আদেশ ও অসৎ কাজ থেকে নিষেধ-এই 
নীতির কঠোর পাবন্দ ছিল।২ কেননা এগুলো ছিল তাদের নীতি, আদর্শ ও 
'আকীদারই দাবী ।৩ এ কারণেই মু'তাধিলা মতবাদের বিস্তার এবং মুতাধিলাদের 
পরজগত অস্বীকার, আমল ও ধর্ম প্রত্যাখ্যান করবার প্রবণতা সৃষ্টি হতে পারেনি 
এবং মুসলমানদের ধর্মীয় চেতনা ও উপলদ্ধি আহত কিংবা কমযোরও হয়নি। 

কিন্তু দার্শনিকদের ব্যাপারটা ছিল এর থেকে একেবারে ভিন্ন প্রকৃতির । দর্শন 
নবুওয়াত-এর সঙ্গে সমান্তরাল রেখায় চললেও তা ধর্মের মূলনীতি, বুনিয়াদী 
“আকীদা ও মসলা-সাসাইলের সঙ্গে সংঘর্ষশীল। এজন্যে দর্শনের জনপ্রিয়তা ও 
মর্যাদা যে পরিমাণে বেড়েছে, ধর্মের গুরুত্ব, প্রভাব ও আত্বিয়া “আলায়হিমু*্স- 
সালাম-এর মর্যাদা ও মাহাত্যও সে পরিমাণে কমেছে এবং ‘আকীদা থেকে শুরু 
করে “আমল ও আখলাক পর্যন্ত এই মানসিক পরিবর্তন দ্বারা প্রভাবিত হয়েছে। 
১ তারীখ_ই-ফালাসাফাতু'ল-ইসলাসু ফি'ন-সাশরিক' ওয়া'ল-মাগরিব, মুহাম্মাদ লুত-ফী জুম'আ. ২৫৪ পৃ.। 
& বিস্তারিত জানতে পড়ুন (১.1 ৮-৮-৩য় খণ্ড, ১ম অধ্যায় । 


» তাদের মতে গোনাহ কবীরায় লিপ্ত হলে মানুষ চিরতরে জাহান্নামী হয় এবং আমৃর বি*ল-মা'রাফ ওয়া নাহী 
'আনি'ল-মুনকার একজন মুসলমানের পক্ষে ফরয । # 


১৩২ সম্থ্রামী সাধকদের ইতিহাস 


এতে করে মুসলমানদের মধ্যে এমন একটি দল ও গ্রুপের সৃষ্টি হয় যারা প্রকাশ্যে 
ধর্মকে অবজ্ঞা করত এবং ইসলামের সঙ্গে নিজেদের সম্পর্কহীনতার কথা গর্বভরে 
ঘোষণা করত। তাদের এতখানি নৈতিক সাহস ছিল না যে, প্রকাশ্যত ধর্মীয় 
প্রথা-পদ্ধতি অস্বীকার করবে, কিন্তু আন্তরিকভাবে কোন অর্থেই তারা মুসলমান 
ছিল না। 


বাতেনী মতবাদের ফেতনা 

দর্শনের সঙ্গে সঙ্গে ও তার প্রভাবে একটি নতুন ফেতনা জন্ম লাভ করে যা 
ইসলাম ও নবুওতের শিক্ষামালার জন্য দর্শনের চেয়েও অধিক বিপজ্জনক ছিল ! 
এটা ছিল বাতেনীদের ফেতনা । এই মতবাদের প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক ছিল 
প্রধানত সেই সব জাতিগোষ্ঠীর লোক, যারা ইসলামের যুকাবিলায় নিজেদের 
সাম্রাজ্য ও শাসন ক্ষমতা খুইয়েছিল এবং প্রকাশ্য মুকাবিলা ও যুদ্ধ দ্বারা নিজেদের 
হৃত ক্ষমতা ফিরে পাবার আশা মন থেকে ধুয়ে মুছে ফেলেছিল। তারা ছিল প্রবৃত্তি 
পূজারী, ভোগবাদী এবং ব্যক্তিগত ক্ষমতা ও নেতৃত্ব-কর্তৃত্বের অভিলাষী । বিভিন্ন 
লক্ষ্যের অনুসারী ও অভিসারী এই সব লোক বাতেনী মতবাদের ঝাণ্ডাতলে একত্র 
হয়। তারা ভালভাবে বুঝে নিয়েছিল যে, সামরিক শক্তির মাধ্যমে তারা ইসলামকে 
পরাজিত করতে পারবে না কিংবা মুসলমানদেরকে খোলাখুলিভাবে কুফর ও 
ইলহাদের দিকেও দাওয়াত দিতে পারবে না। কেননা এরূপ করলে মুসলমানদের 
ধৰ্মীয় অনুভূতি ও বাতিলের বিরুদ্ধে প্রতিরোধস্পৃহা জেগে উঠবে । তাই তারা 
অনেক ভেবে-চিন্তেই একটি নতুন রাস্তা এখতিয়ার করে। 


জাহির ও বাতেনের বিভ্রম 
তারা দেখল যে, শরীয়তের উসূল-“আকাইদ, হুকুম-আহকাম ও মসলা- 
শব্দমালার ভেতর দিয়ে বর্ণনা করা হয়েছে আর মানুষের উপলব্ধি 
সৃষ্টি ও আমলের দিক-দর্শনের জন্য এমনটি করার প্রয়োজনও ছিল। 
CASE এগ ১৮৪ Jr ০০ CL 
লোকদের সাথে পষ্টাপষ্টি ও খোলাখুলিভাবে তার বক্তব্য পেশ করতে পারেন ।” 
-সূরা ইবরাহীম 8৪ আয়াত; 
এই সব শব্দসমষ্টির অর্থ ও মর্ম পরিষ্কার । রাসুলুল্লাহ সো) নিজ মুখে এর 
ব্যাখ্যা দিয়েছেন এবং নিজের আমল দ্বারা এর প্রমাণও দেখিয়েছেন । এই অর্থ ও 


‘ইলমে কালামের অবনতি ১৩৩ 


মর্ম মুসলিম উম্মাহর কর্মের মাধ্যমেও প্রতিষ্ঠিত হয়েছে। গোটা উন্মাহ্‌ তা জানে 
এবং মানে । নবুওত ও রিসালত, মালাইকা, আখিরাত তথা পারলৌকিক জীবন, 
জান্নাত, জাহান্নাম, শরীয়ত, ফরয ও ওয়াজিব, হালাল-হারাম, সালাত, যাকাত, 
সিয়াম, হজ্জ- এইগুলো সেই সব শব্দ যা বিশেষ ধর্মীয় হাকীকত বর্ণনা করে। 
যেভাবে এই সব ধৰ্মীয় হাকীকত নিরাপদ ও সংরক্ষিত অবস্থায় চলে আসছে, 
সেভাবে ধর্মীয় হাকীকত আদায়কারী এই শব্দসমষ্টিও নিরাপদ ও সংরক্ষিত 
অবস্থায় বিদ্যমান রয়েছে। 

যখন নবুওত ও রিসালত কিংবা নবী-রসূল অথবা সালাত ও যাকাত শব্দ 
উচ্চারণ করা হয় তখন সেই হাকীকতই উপলব্ধিতে ধরা পড়ে এবং সেই বাস্তব 
রূপই সামনে আসে যা রাসূলুল্লাহ সো) বাতলে দিয়েছেন, যা সাহাবা-ই-কিরাম 
বুঝেছেন, আমল করেছেন এবং অন্যদের কাছেও গৌছিয়ে দিয়েছেন। এভাবেই 
বংশপরম্পরায় সে জিনিস মুসলিম উন্মাহ্‌র মধ্যে হস্তান্তরিত হয়ে আসছে। তারা 
তাদের মেধার সাহায্যে এ কথাটি বুঝে নিয়েছেন যে, শব্দ ও অর্থের এই সম্পর্ক 
মুসলিম উন্মাহ্র গোটা জীবনের ও ইসলামের চিন্তাগত ও বাস্তব নীতির ভিত্তি এবং 
এর দ্বারাই মুসলিম উন্মাহ্র অতীত ও ভবিষ্যৎ পরস্পর সম্পর্কযুক্ত । যদি এই 
সম্পর্ক টুটে যায় এবং ধর্মীয় শব্দসমষ্টি ও পরিভাষাগুলোর মর্মার্থ নির্ধারিত না 
থাকে অথবা সন্দেহ ও সংশযুক্ত হয়ে পড়ে তাহলে এই উম্মাহ যে কোন লোকের 
দাওয়াত ও আহ্বান এবং যে কোন দর্শন ও মতবাদের শিকারে পরিণত হতে 
পারে । আর এতে করে ইসলামের সঙ্গীন কেল্লায় শত শত চোরা দরজা ও হাযার 
হায়ার ফাটলের সৃষ্টি হওয়া অত্যন্ত স্বাভাবিক । 

এই নীতিটি হৃদয়ঙ্গম করার পর তারা (বাতেনীরা) তাদের সকল শক্তি এই 
প্রচারে নিয়োগ করে যে, প্রতিটি শব্দের একটি প্রকাশ্য অর্থ আছে, আর আছে 
একটি প্রকৃত ও গোপন অর্থ । এভাবেই কুরআন ও হাদীছের কিছু প্রকাশ্য ও কিছু 
প্রকৃত হাকীকত বা মূল সত্য রয়েছে। এসব হাকীকতের সঙ্গে এসব প্রকাশ্য 
বিষয়গুলোর সম্পর্ক ঠিক সেই রকম যে রকম সম্পর্ক মজ্জা ও মস্তিষ্কের সঙ্গে খোসা 
ও চামড়ার ৷ মূর্খেরা কেবল প্রকাশ্যটার খবর রাখে ; তাই তাদের কাছে কেবল 
খোসা ও বাকলের ছড়াছড়ি । অপরদিকে জ্ঞানী ও বুদ্ধিজীবীরা বিষয়বস্তুর হাকীকত 
সম্পর্কেও জ্ঞান রাখেন। তাই তাদের ভাগে পড়েছে মগজ । তারা জানেন যে, এই 
শব্দসমষ্টি প্রকৃতপক্ষে হাকীকতের গুপ্ত রহস্য ও প্রচ্ছন্ন ইশারা-ইঙ্গিত। এ সবের 
অর্থ তা নয় যা জনসাধারণ বোঝে ও আমল করে । এ সবের অর্থ আরও কিছু যার 
জ্ঞান কেবল রহস্যজ্ঞানী তথা গুপ্ত জ্ঞানের অধিকারীরাই রাখেন । তাদের কাছে 


১৩৪ সংগ্রামী সাধকদের ইতিহাস 


থেকেই অন্যরা এটা হাসিল করতে পারে । যারা সেই হাকীকত পর্যন্ত পৌছুতে 
পারে নি এবং যারা প্রকাশ্য বিষয়াবলীর মধ্যে বন্দী রয়েছে তারা প্রকাশ্য বেড়ি ও 
শরীয়তের বাধ্যবাধকতার মধ্যেই আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রয়েছে। তারা অত্যন্ত নীচু 
স্তরেই অবস্থান করছে। যারা হাকীকত ও গুপ্ত রহস্যের উচ্চতম সোপানে 
পৌছেছেন তাদের গর্দান থেকে এই বেড়ি ও শৃঙ্খল নেমে যায় এবং তারা 
শরীয়তের পাবন্দী থেকে মুক্ত ও আযাদ হয়ে যায়।১ এটাই এই আয়াতের মর্ম ৪ 
লও SAE ll 19515৯৮68১০ তও 

“(নবী) তাদেরকে সেই বোঝা থেকে নাজাত দেবে যার নিচে তারা চাপা 
পড়ে আছে এবং সেই ফাদ থেকে বের করে আনবে যার ভেতর তারা বন্দী।” 
সুরা আ'রাফ ৪ ১৫৭ আয়াত 


এই মূলনীতি যখন মেনে নেওয়া হ'ল এবং হাকীকত ও জাহিরী বিষয়ের এই 
দর্শন যখন কবুল করে নেওয়া হ'ল তখনই তারা নবী, ওয়াহী, নবৃওত, ফিরিশতা, 
আখিরাত তথা পারলৌকিক জীবন ও শরীয়তের পরিভাষাগুলোর এমন সব 
মনগড়া ব্যাখ্যা দেওয়া শুরু করল যার কিছু দুর্লভ নমুনা নিম্নে দেওয়া গেল £ 


নবী সেই সত্তার নাম যার ওপর কুদসিয়া সাফিয়া শক্তির ফয়ে বর্ষিত 
হয়েছে। জিবরীল কোন সত্তার নাম নয়, শুধু ফয়েয-এর নাম । প্রত্যাবর্তনস্থল 
(২৯) বলতে বোঝায় প্রতিটি বস্তুর নিজ হাকীকতের দিকে ফিরে আসা। 
(০355) বলতে বোঝায় রহস্যের প্রকাশ । গোসল দ্বারা বোঝায় অঙগীকারের 
পুনরুজ্জীবন বা নবায়ন। যেনা ব্যোভিচার) বলতে বোঝায় “ইলমে বাতেনের 
বীজকে এমন কোন সত্তার দিকে স্থানান্তরিত করা যে অঙ্গীকারে শরীক নয়। 
তাহারাত তথা পবিত্রতা বলতে বোঝায় বাতেনিয়া মযহাব ভিন্ন প্রতিটি মযহাব . 
থেকে মুক্তি লাভ। তায়াম্মুম অর্থ এজাযতপ্রাপ্ত ব্যক্তি থেকে ‘ইল্‌ম হাসিল। 
সালাত দ্বারা বোঝায় যুগের ইমামের দিকে আহ্বান । যাকাত বলতে বোঝায় 
যোগ্য ব্যক্তি ও সৃফীর ভেতর “ইল্ম-এর প্রচার। সিয়াম (রোযা) বলতে 
বোঝায় গুপ্ত রহস্য প্রকাশ থেকে গরহেষ করা ও সতর্কতা অবলম্বন করা। 

১. শরীয়ত থেকে অব্যাহতি লাভের স্থায়ী ‘আকীদাও তাদের ভেতর পাওয়া যায়। একজন বাতেনী ইমাম ও 
দ'ঈ “সায়্িদুনা” ইদরীস লিখেন £ ৮4০ ৮1১ ৮৩ ৬১১ 4:০৮ ১৪ ০০৯৪ ls 
০০ ৮৯৮ ২৪০৬ মুহাম্মদ ইবন ইসমা“ঈলকে আল্লাহ তা'আলা নবীয়ে নাতিক’ বা বাকসম্পন্ন নবী 
হিসাবে প্রেরণ করেন এবং তিনি মুহাম্মদ সে)- এর শরীয়ত মনসুখ করে দেন (৪১ ০ 
০০৪০1105254 ০৪5541 ০৬৫৮ Lali ৮৪৫০) । মুইয্‌ লেদীনিল্লাহ্‌ ফাতিমী থেকেও এ 
ধরনের উক্তি বর্ণিত আছে। 


“ইলমে কালামের অবনতি 5 ১৩৫ 


হজ্জ-এর অর্থ সেই জ্ঞান অন্বেষণ করা যা ‘আকল বা বুদ্ধির কিবলা ও মনযিলে 
মকসুদ । জান্নাত বলতে ‘ইলমে বাতেন ও জাহান্নাম বলতে “ইলমে জাহিরকে 
বোঝায় । কাবা বলতে খোদ নবীর সত্তা এবং বাবে কা'বা বলতে হযরত 
“আলী (রা)-এর সত্তাকে বোঝায় । কুরআন মজীদে নুহ ' আ)-এর তুফান 
(আহলে শাহাদাত) ডুবিয়ে দেওয়া হয়েছিল। নমরূদের আগুন বলতে প্রকৃত 
আগুন নয়, বরং নমরূদের ক্রোধকে বোঝায় । যবাহ দ্বারা বোঝায় ইবরাহীম 
(আ) যার জন্য আদিষ্ট হয়েছিলেন এবং সন্তান থেকে প্রতিজ্ঞা গ্রহণ । ইয়া'জুজ 
ও মা'জুজ বলতে জাহিরীপন্থী এবং মুসা (আ)-এর লাঠি বলতে তীর 
দলীল-প্রমাণ বোঝায় ১-ইত্যাদি। 


নবুওতে মুহাম্মাদীর বিরুদ্ধে বিদ্রোহ 
উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত শরীয়তের শব্দমালার অর্থ ও মর্মকে অস্বীকার এমন 
একটি সফল আঘাত যার সুযোগ ইসলামী নিজাম-ই-ই“তিকাদ ও নিজাম-ই 
ফিক্র তথা ইসলামের “আকীদাগত ও চিস্তাগত নীতির বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা 
প্রতিটি যুগেই নিয়েছে। ইসলামের গোটা প্রাসাদ-সৌধকে এভাবে সহজেই ধ্বংস 
করা এবং ইসলামের প্রকাশ্য ও বাহ্যিক খোলসের অভ্যন্তরে আরও একটি সাম্রাজ্য 
গড়ে তোলা সম্ভব। আমরা দেখতে পাই যে, পরবর্তী শতাব্দীগুলোতে যে সব 
বাতিল ফেরকা এবং মুনাফিকদের যেসব দল নবৃওতে মুহাম্মাদীর বিরুদ্ধে অর্থগত 
বিদ্রোহ করতে চেয়েছে তারা বাতেনীদের এই অস্ত্রের সাহায্য গ্রহণ করেছে এবং 
এই অর্থণত ধারাবাহিকতাকে অস্বীকার করে গোটা ইসলামী রীতিনীতি তথা 
ইসলামী নিজামকে সন্দেহযুক্ত করে তোলার প্রয়াস পেয়েছে। তারা নিজেদের জন্য 
ধর্মীয় নেতৃত্ব, এমন কি নতুন নবৃওতের দরজাও খুলে দিয়েছে। ইরানের বাহাই 
মতবাদ ও ভারতবর্ষের কাদিয়ানী মতবাদ এর সর্বোত্তম উদাহরণ ।২ 
বা ৭০৭ সনে রচিত 3 ৮০১৬ ০8 
২. কাদিয়ানীরাও বাতেনীদের ন্যায় শব্দমালা বাকী রেখে সে সবের নতুন অর্থ বর্ণনা করেছে এবং অর্থগভ 
উত্তরাধিকারিত্বু ও ধারাবাহিকতা কার্যত অস্বীকার করেছে। তারা খতমে নবৃওত, মসীহ ও মসীহ্‌র 
অবতরণ, মু'জিযা, দাজ্জাল ইত্যাদি শব্দের ব্যাখ্যায় ও সামঞ্জস্য বিধানে মতই উদ্ভাবন ও 
র আশ্রয় গহণ করেছে। মীর্জা সাহেবের গ্রন্থ ও মওলবী মুহাম্মাদ আলী লাহোরীর তফসীর এ 
ধরনের উদাহরণে ভরপুর ৷ বাহাইরা একেবারে নতুন শরীয়ত আবিষ্কার (পরবর্তী পৃষ্ঠায় দেখু ন) 


(পূর্ববর্তী পৃষ্ঠার পর) করেছে। সে সবের কতকগুলো দফা এইরূপ ৪ রোযা বছরে এক মাসেরই কিন্তু 
মাস ১৯ র ; রোযার প্রারন্ত সুবহে সাদিকের পরিবর্তে সূর্যোদয় থেকে : মানুষ ১১ বছর বয়স 


১৩৬ সংগ্রামী সাধকদের ইতিহাস 


প্রকাশ থাকে যে, এই সব সমালোচনাকে (যার কতিপয় দৃষ্টান্ত ওপরে পেশ 
করা হ'ল) কোন সুস্থ বিবেক-বুদ্ধিসম্পন্ন মানুষ গ্রহণ করতে পারে না। কিন্তু 
“ইলমে কালামের আলোচনা ও বিতর্ক মুসলিম বিশ্বে এক মানসিক অস্থিরতার সৃষ্টি 
করে এবং এ সমস্ত মানুষের ওপর বাতেনীদের প্রভাব যাদুর ন্যায় বিস্তার লাভ করে 
ইত্যাদিকে স্বাধীনভাবে ব্যবহার করেছিল । আর তাদের পাশে গিয়ে জড়ো হয় 
বিভিন্ন প্রভাব ও বিবিধ উদ্দেশ্যের লোক-কেউ প্রতিশোধ কামনায়, কেউ রহস্য ও 
সূক্ষ্ম ইশারা-ইঙ্গিতের আগ্রহে ও আকর্ষণে, কেউ ভ্রান্ত কিসিমের জাহিরীয়াত ও 
মালিন্যের (-৪০3) প্রতিক্রিয়ায়, কেউ লোভ ও প্রবৃত্তির গোলামী এবং নফ্স 
পূজার অবাধ স্বাধীনতার লোভে, কেউ বা আহলে বায়তের নামে । এভাবে 
বাতেনীরা এমন সব গোপন সংগঠন কায়েম করে যার ফলে শক্তিশালী 
হুকুমতগুলো পৰ্যন্ত দীর্ঘদিন যাবত পেরেশানীর মাঝে কাল কাটায় । মুসলিম বিশ্বের 
যোগ্যতম কতিপয় ব্যক্তিত্ব (নিজামুল-মুল্‌ক, ফখরুল-মুল্ক প্রমুখ) তাদের 
শিকারে পরিণত হয়।১ অনেক দিন পর্যন্ত কোন বড় “আলিম ও মুসলিম বাদশাহ 
কিংবা উযীর এ ব্যাপারে নিরাপদ ও নিশ্চিন্ত ছিলেন না যে, ভোর বেলা তিনি 
সহীহ্‌-সালামতে উঠতে পারবেন। ইব্‌ৃনে জওযী লিখেছেন যে, ইস্ফাহানে কোন 
লোক যদি “আসর পর্যন্ত ঘরে না ফিরত তাহলে ধরে নেওয়া হ’ত যে, সে কোন 
বাতেনী গুপ্ত ঘাতকের শিকারে পরিণত হয়েছে। এই অশান্তি ও নিরাপত্তাহীনতা 
ছাড়াও তারা মন-মানস, সাহিত্য ও জ্ঞান-বিজ্ঞানকেও কলুষিত করতে শুরু করে 
এবং ধর্মের মূলনীতি, নস ও অকাট্য বিষয়গুলোর মনগড়া ও বিকৃত ব্যাখ্যা দিয়ে 
থেকে ২৪ বছর বয়স পর্যন্ত শরীয়তের ছুকুম-আহকাম পালনে বাধ্য থাকে, এরপর বাধ্যবাধকতা উঠে 
যায়। ওযু ফরয নয়, মুস্তাহাব; মহিলাদের প্রতি দৃকপাত জায়েয; পর্দা-পুশিদা বলে কোন কিছু নেই। 
যে গৃহে মযহাবের প্রতিষ্ঠাতার (বাব মযহাব) জন্ম হয়েছে তা যিয়ারত করা ওয়াজিব। জানাযার 
ক্ষেত্রেই কেবল জামা“আতে সালাত শরীয়তের বিধান। ঈমান আনয়নের পর আর কোন বস্তুই অপবিত্র 
থাকে না, বরং কেবল বাবী ধর্মের আনুগত্য ও অনুসরণের দ্বারাই পবিত্র হয়ে যায় এবং আর 
কখনও ময়লা ও পৃতিগন্ধময় হয় না এবং যে জিনিসেই তার হাতের স্পর্শ লাগে তাও পবিত্র হয়ে যায়। 
পানি সর্বদাই পাক-পবিভ্র থাকে । বাহাইদের উত্তরাধিকার আইন আলাদা (হাযির “আলামু'ল-ইসলামী, 
ফ্রেঞ্চ ইনসাইক্লোপেডিয়া অব ইসলামের বরাতে)। মসিও হুবার্ট তার “কাবী মতবাদ” নামক নিবন্ধে 


যথার্থই লিখেছেন যে, বাব ইসলামের ভেতর সংস্কারের নামে একটি নতুন ধর্মের জন্য দিয়েছে, যার 
রা সমাজ ও সামাজিক কাঠামোর জন্ম দিয়েছে। একই 
অবস্থা 


মতবাদেরও। দুই নতুন নবুওত এবং ধর্মীয় রীতিনীতির ভিত্তি রচনা 
৯৮৪০৫৮২১৮৬৮ কঠ 


১. বাতেনীদের হাতে যাঁরা শহীদ হয়েছিলেন তাদের বিস্তারিত তালিকা দেখতে চাইলে দ্র. 
“নিজামু'ল-মুল্‌্ক তূসী”, ৫৬০-৫৬৩ পৃ. । 


“ইলমে কালামের অবনতি ১৩৭ 


একজন নতুন ব্যক্তিত্বের প্রয়োজনীয়তা 

দর্শন ও বাতেনী মতবাদের এই ইসলাম দুশমন প্রভাবের বিরুদ্ধে এমন 
একজন ব্যক্তিত্বের প্রয়োজন ছিল, যিনি ধর্মীয় ও জাগতিক জ্ঞান-বুদ্ধি- এই উভয় 
দিকেই পুরোপুরি অভিজ্ঞ ও সুক্ষ দৃষ্টির অধিকারী, যিনি সকল শাখায় 
মুজতাহিদসুলভ জ্ঞান ও প্রতিভায় স্বীয় অবস্থান সুদৃঢ় করেছেন- যিনি খোদাদাদ 
মেধা, প্রকৃতিগত উদ্ভাবন শক্তি ও সুক্ষ দৃষ্টিতে গ্রীক দার্শনিক এবং প্রাচীন 
নেতৃস্থানীয় চিন্তাবিদদের থেকে কম যান না, যিনি বহুবিধ জ্ঞান নতুন গন্থায় 
সংকলিত করবার যোগ্যতা রাখেন, যিনি জ্ঞানের ক্ষেত্রে পূর্ণ ও প্রশস্ত দৃষ্টির 
অধিকারী হবার সঙ্গে সঙ্গে ঈমান ও য়াকীনরূপ সম্পদেও ধন্য, যিনি স্বীয় ব্যক্তিগত 
চিন্তা-ভাবনা, অনুসন্ধান ও বিশ্লেষণ, “ইবাদত ও রিয়াযত দ্বারা ধর্মের চিরস্তন 
হাকীকতের ওপর নতুন ঈমান লাভ করেছেন, যিনি নবতর আস্থা, জীবন্ত ও সজীব 
বিশ্বাসের সঙ্গে দূরদৃষ্টি সহকারে ধর্মের আনুগত্য ও রাসূলের অনুসরণের দিকে 
দা'ওয়াত দিতে এবং মুসলিম বিশ্বে ও জ্ঞানের জগতে স্বীয় “ইলম ও ইয়াকীন এবং 
চিন্তা-ভাবনা ও স্বচ্ছ দৃষ্টির সাহায্যে একটি নতুন রূহ ' ও যিন্দেগীর একটি নতুন 
প্রবাহ সৃষ্টি করতে সমর্থ ৷ হি. পঞ্চম শতাব্দীর ঠিক মাঝখানে ইসলাম এমনই 
একজন ব্যক্তিত্‌ লাভ করে, মুসলিম বিশ্বে যার প্রয়োজন ছিল সবচেয়ে বেশী। 
সন্দেহ নেই ইমাম গাযালী রে) ছিলেন সেই ব্যক্তিত্ব । 


অষ্টম অধ্যায় 
ইমাম গাযালী (র) 


শিক্ষা লাভ ও জ্ঞানের উচ্চমার্গে আরোহণ 


ইমাম গাযালী রে)-এর নাম মুহাম্মাদ, ডাকনাম আবূ হামেদ। পিতার নামও 
মুহাম্মাদ ছিল। তূস জেলায় ৪৫০ হিজরীতে তাহিরান নামক স্থানে জন্মগ্রহণ 
করেন। পিতার ওসিয়ত মুতাবিক তার এক বন্ধু-যিনি একজন একনিষ্ঠ 
“ইল্ম-দোস্ত ও সূফী গরীব মুসলমান ছিলেন-তীর শিক্ষার বন্দোবস্ত করতে 
অক্ষমতা প্রকাশ করেন এবং তাকে কোন মাদরাসায় ভর্তি হবার পরামর্শ দেন। 
অনন্তর তিনি একটি মাদরাসায় ভর্তি হয়ে শিক্ষা অর্জনে আত্মনিয়োগ করেন। 

ইমাম গাযালী রে) স্বদেশে শায়খ আহমাদ আর-রাষেকানীর নিকট থেকে 
শাফি'ঈ মযহাবের ফিক্‌'হুশান্ত্রে তা'লীম হাসিল করেন। এরপর জর্দানে ইমাম আবু 
নসর ইসমা“ঈলীর নিকট পড়াশুনা করেন। এরপর নিশাপুর গিয়ে ইমামু’ল- 
হারামায়নের মাদরাসায় ভর্তি হন এবং অতি অল্পদিনেই তিনি তার ৪০০ সহপাঠীর 
মধ্যে একটি বিশিষ্ট আসন লাভ করেন। শেষ পর্যন্ত তিনি তীর খ্যাতিমান উত্তাদের 
সহযোগী নোয়েব)-তে পরিণত হন, এমন কি ইমামু'ল-হ"রামায়ন তার সম্পর্ক 
বলতেন, “গাযালী (র) গভীর সমৃদ্র ৷” ইমামুল-হরামায়ন-এর ইনতিকালের পর 
তিনি নিশাপুর থেকে বহির্ঘত হন। সে সময় তার বয়স ছিল ২৮ বছর, অথচ 
তখনো তাকে বড় বড় বর্ষীয়ান “উলামা'র চেয়ে অধিকতর বিশিষ্ট ও কামালিয়তের 
অধিকারী মনে করা হস্ত। 

পঠন-পাঠন থেকে ফারিগ হবার পর ইমাম গাযালী রে) নিজামু'ল-মুলকের 
দরবারে যান। তাঁর খ্যাতি ও বিশেষ যোগ্যতার কারণে নিজামু*ল-মুল্ক তাকে 
অত্যন্ত ভক্তি ও শ্রদ্ধা সহকারে দরবারে গ্রহণ করেন। এখানে ছিল দুর্লভ রতুসম 
জ্ঞানী-গুণীদের সমাবেশ । জ্ঞানের আলোচনা ও ধর্মীয় মুনাজারা (বিতর্ক) তখনকার 
দরবার, মজলিস, এমন কি বিবাহানুষ্ঠান ও শোক সভারও একটি অপরিহার্য অঙ্গ 
ছিল। ইমাম গাযালী (র) যাবতীয় বিতর্ক আলোচনায় সকলের ওপর জয়ী হতেন। 
তার অতুলনীয় যোণ্যতাদৃষ্টে নিজামুল”-মুল্ক তাকে নিজামিয়া মাদরাসার অধ্যক্ষ 
হিসাবে মনোনীত করেন, যা ছিল সে যুগে একজন ‘আলিমের জন্য সম্মান ও 
মর্যাদার সর্বোচ্চ সোপান। সে সময় গাযালীর বয়স ৩৪ বছরের বেশী ছিল না। 


ইমাম গাযালী রে) ১৩৯ 


৪৮৪ হিজরীতে তিনি বিরাট শান-শওকতের সঙ্গে বাগদাদে প্রবেশ করেন এবং 
নিজামিয়ায় পাঠ দান শুরু করেন। অল্পদিনেই তীর যোগ্য শিক্ষকতা, উত্তম 
আলোচনা ও জ্ঞানের গভীরতার কথা সারা বাগদাদে ছড়িয়ে পড়ে । ছাত্র- শিক্ষক 
ও জ্ঞানী-গুণী তীর বিদ্যাবন্তা থেকে উপকৃত হবার জন্য চতুর্দিক থেকে নিজামিয়ায় 
এসে ভীড় জমাতে লাগল। তীর দর্স-মাহফিল গোটা মনুষ্যকুলের লক্ষ্যস্থলে 
পরিণত হয়। তিন শ'র মত সমাপ্ত পর্যায়ের ছাত্র, শত শত আমীর-উমারা' ও 
রঈস এতে শরীক হতেন । ক্রমে ক্রমে তীর উন্নত মস্তি ও মেধা, 'ইল্মী ফযীলত 
ও শক্তিশালী ব্যক্তিত্ব বাগদাদে এমন প্রভাব-প্রতিপত্তি সৃষ্টি করে যে, তিনি 
সমসাময়িক শায়খ "আবদুল গাফির ফারসী বলেন, “তীর জীকজষক ও আড়ম্বরের 
সামনে আমীর-উমারা’, উষীর, এমন কি স্বয়ং দরবারে খিলাফতের শান-শওকত 
পর্যন্ত নিপু হয়ে যায়।”১ এমনি সময়ে ৪৮৫ হিজরীতে তাকে ‘আব্বাসী খলীফা 
মুক 'তাদী বিল্লাহ মালিক শাহ সালজুকীর বেগম তুর্কান খাতুনের নিকট (যিনি সে 
সময় সাম্রাজ্যের হর্তা-কর্তা ছিলেন) স্বীয় দূত বানিয়ে পাঠান। খলীফা মুক 'তাদী 
বিল্লাহ স্থলাভিষিক্ত খলীফা মুস্তাজহির ইমাম গাযালী (র)-এর সঙ্গে বিশেষ সম্পর্ক 
রাখতেন এবং তীর একনিষ্ঠ ভক্ত ও অনুরক্ত ছিলেন। তারই নির্দেশে ইমাম গাযালী 
(র) বাতেনী মতবাদের বিরুদ্ধে কিতাব লিখেন এবং খলীফার সঙ্গে সম্পর্কিত করে 
এর নাম রাখেন 'মুস্তাজহিরী' । 


এগার বছরের চলমান জীবন (৬+১৩৯২) এবং এর অভিজ্ঞতা 

এই চরম উন্নতি ও উত্থানের স্বাভাবিক দাবি ছিল যে, ইমাম গাযালী (র) 
এতে তুন্তি লাভ করবেন এবং এই বৃত্তের মাঝেই তিনি তার গোটা জীবন কাটিয়ে 
দেবেন, যেমনটি তীর কতক উত্তাদ করেছেন এবং লোকেও সাধারণত তাই করে 
থাকে। কিন্তু তার অস্থির স্বভাব ও প্রকৃতি, উন্নত মনোবল, দুরন্ত সাহসিকতা 
উন্নতির এই চরম পর্যায়েও তাকে সন্তুষ্ট ও তৃপ্ত রাখতে পারেনি । প্রকৃতপক্ষে এই 
উন্নত মনোবল ও হিম্মতই তাকে ‘ইমাম’ ও শ্ু'জ্জাতু'ল-ইসলাম' বানিয়েছিল । 
দুনিয়াতে জীকজমক, আড়ম্বর, সন্মান ও পদবীর কুরবানী এবং স্বীয় উদ্দেশ্যের 
প্রতি একাগ্রতা ও সত্যের প্রতি আকর্ষণের এমন দৃষ্টান্ত বিরল ৷ ইমাম গাষালী রে) 
স্বয়ং সেসব অবস্থা ও কার্যকারণ বর্ণনা করেছেন যা তীকে এমন পদক্ষেপ গ্রহণে 
উৎসাহিত ও উদ্ধুদ্ধ করেছিল এবং যা তাকে টেনে বের করেছিল শিক্ষা ও দর্স 


১ অবাক নতুশ-শাফিসঈব্যাতু'ল-কুবরা, ৪র্থ খণ্ড, ১০৭ পৃষ্ঠা। 


১৪০ সংগ্রামী সাধকদের ইতিহাস 


প্রদানের কাজ থেকে । যা হোক, শেষ পর্যন্ত তিনি জ্ঞান রাজ্যের বাদশাহী ছেড়ে 
নিশ্চিত জ্ঞান ও ইন্দরিয়াতীত বোতেনী) সম্পদের তালাশে বেরিয়ে পড়েন এবং স্বীয় 
লক্ষ্যে কামিয়াবী লাভ করেন। ,)১..১1| ১ ১5: বা 'ভ্রান্তির অপনোদন’ নামক 
গ্রন্থে তিনি এ সম্পর্কে লিখেছেন : 
শৈশব থেকেই আমার স্বভাব ছিল সব কিছু বিচার-বিশ্লেষণ করে দেখা এবং 
যে কোন তথ্য সম্পর্কে অবহিত হওয়ার জন্য চিন্তা-ভাবনা করা । প্রতিটি ফের্কা 
ও দলের সঙ্গে আমি মিশতাম এবং তাদের “আকীদা ও ধ্যান-ধারণা সম্পর্কে 
অবহিত হবার চেষ্টা করতাম। এর ফলে ক্রমে ক্রমে আমা থেকে তাকলীদ 
তথা অন্ধ পরানুগত্যের বন্ধন ছুটে যায়। যে ‘আকীদা-বিশ্বাস শৈশব থেকেই 
আমার মস্তিষ্কে দানা বেঁধেছিল তা নড়বড়ে ও শিথিল হয়ে পড়ে। আমি লক্ষ্য 
করলাম যে, একজন খৃষ্টান ও একজন ইয়াহুদী তাদের নিজ নিজ 'আকীদা- 
বিশ্বাসের ওপর লালিত-পালিত হয়। প্রকৃত “ইল্ম এই যে, তাতে কোন প্রকার 
সন্দেহের এতটুকু অবকাশ কিংবা আশংকা থাকবে না। উদাহরণত, আমার এ 
ব্যাপারে স্থির বিশ্বাস আছে যে, দশ সংখ্যাটি ভিন-এর অধিক । এখন যদি 
কেউ বলে, “তিন সংখ্যাটিই অধিক এবং আমি আমার দাবির সপক্ষে আমার 
এই লাঠিটাকে সাপ বানাতে পারি”, অতঃপর তিনি যদি তা বানিয়ে দেখিয়েও 
দেন তবুও তা আমার জ্ঞানের ক্ষেত্রে এতটুকু সন্দেহ কিংবা সংশয় সৃষ্টি করবে 
না। আমি বিস্মিত হব ঠিকই, কিন্তু তা আমার স্থির ও নিশ্চিত বিশ্বাসে এতটুকু 
চিড় ধরাতে পারবে না। আমার বিশ্বাস অটল ও অনড় থাকবে যে, তিনের 
চেয়ে দশ বেশী । আমি গভীরভাবে ভেবে দেখে বুঝতে পারলাম যে, এ ধরনের 
নিশ্চিত জ্ঞান কেবল অনুভূতিলন্ধ ও অপরিহার্য সত্য সম্পর্কিত বিষয়াবলীর 
গণ্ডীতে সীমাবদ্ধ । কিন্তু যখন আরও বেশী সাধনা চালালাম তখন জানতে 
পারলাম, এতেও সন্দেহের অবকাশ পুরোপুরি বিদ্যমান । আমি দেখলাম যে, 
পঞ্চেন্্িয়ের মধ্যে সর্বাপেক্ষা শক্তিশালী ইন্দ্রিয় হচ্ছে দৃষ্টিশক্তি, অথচ এতেও. 
ভুল হয়। আমার এই সন্দেহ এত দূর বৃদ্ধি পেল যে, আমার ইন্দ্রিয়ানুভূতির 
নিশ্চিত হবার ব্যাপারে কোন নিশ্চয়তাই থাকল না। পুনরায় আমি বুদ্ধিবৃত্তির 
ওপর গভীরভাবে চিন্তা-ভাবনা করলাম । কিন্তু তাকে ইন্দ্িয়ানুভুতির চেয়েও 
বেশী সন্দেহযুক্ত ও কমযোর পেলাম! প্রায় দু'মাস অবধি আমার এই 
দোদুল্যমান অবস্থা চলতে থাকল এবং আমার ওপর সোফিস্ট মতবাদের 
প্রাধান্য বজায় রইল। অতঃপর আল্লাহ্‌ পাক আমাকে এই বিমারী থেকে 
আরোগ্য দান করলেন এবং আমার স্বভাবে সুস্থতা ও ভারসাম্য ফিরে এল এবং 


ইমাম গাযালী রে) ১৪১ 


. বুদ্ধিবৃত্তিক ও যুক্তিনির্ভর অপরিহার্য সত্যের ওপর তৃপ্তি ফিরে পেলাম, বরং এটি 
ছিল আমার অন্তরাত্মায় আন্লাহ্প্রদত্ত নুরের আকস্মিক ঝলকানি । এই ব্যাধি 
থেকে আরোগ্য লাভ করবার পর এখন আমার সামনে চারটি দল রয়ে 
গেল-যাদের সত্য-সন্ধানী বলে মনে হচ্ছিল। মুতাকান্রিমীন-যারা জ্ঞান ও 
বুদ্ধিবৃত্তির অধিকারী বলে দাবি করত; বাতেনীদের দাবি ছিল যে, তাদের 
নিকট বিশেষ শিক্ষামালা গুপ্ত রহস্য আছে এবং তারা সরাসরি নিষ্পাপ ইমাম 
(ইমামে মা'সৃ-ম) থেকে হাকীকতে "ইল্ম তথা জ্ঞানের হাকীকত হাসিল 
করেছে; দার্শনিকদের বক্তব্য হ'ল, কেবল তাঁরাই যুক্তিবাদী এবং কেবল তারাই 
দলীল-প্রমাণের ভিত্তিতে কথা বলেন। সুফীগণ নিজেদেরকে কাশ্ফ ও শুভুদ 
তথা অন্তর্দৃষ্টি ও পর্যবেক্ষণ জ্ঞানের অধিকারী মনে করেন। আমি প্রতিটি দলের 
কিতাবাদি ও চিন্তাধারা অধ্যয়ন করলাম । কিন্তু কারো ব্যাপারেই নিশ্চিন্ত হতে . 
পারিনি। ‘ইলমে কালাম সম্পর্কে এই বিষয়ের বিশেষজ্ঞদের (মুহাক্কিক) রচিত 
্রস্থাদি পড়ি এবং নিজেও এই বিষয়বস্তুর ওপর বই-পুস্তক লিখি। আমি 
দেখলাম যে, যদিও এটি এমন একটি বিষয় যা স্বীয় উদ্দেশ্য পূরণ করে, কিন্তু 
তা আমাকে সান্তনা প্রদানের জন্য যথেষ্ট নয়। কেননা তার ভেতর এমন সব 
প্রস্তাবনার ওপর ভিত্তি রাখা হয়েছে যা সন্মুখস্থ প্রতিপক্ষের পেশকৃত এবং 
মুতাকানল্লিমীন (ধৰ্মতাত্ত্বিক) যেগুলোকে কেবল অন্ধ আনুগত্যের কারণে মেনে 
নিয়েছেন অথবা তা ইজমা’ কিংবা কুরআন ও হাদীছ-এর নস। এসব জিনিস 
সেই ব্যক্তির যুকাবিলায় খুব একটা কার্যকর নয়, যারা যুক্তিসঙ্গত অপরিহার্য 
সত্য ছাড়া আর কিছু স্বীকার করে না। দর্শন সম্পর্কে মতামত কায়েম করবার 
জন্য প্রথমে আমি গবেষণামূলক মনোভঙ্গী নিয়ে তা করাকে অত্যাবশ্যক মনে 
করলাম যদিও অধ্যাপনা ও পুস্তক রচনায় অত্যন্ত ব্যস্ত থাকায় ফুরসত মিলত 
খুব কম। আমার দরসের মাহফিলে বাগদাদের তিন-তিন শ" ছাত্র যোগদান. 
করত। এতদৃসত্েও আমি এজন্য কিছুটা সময় বের করে নিলাম এবং দু' 
বছরের ভেতরই দর্শনের তাবৎ জ্ঞান-ভাগ্তার অধ্যয়ন করে দেখলাম । অতঃপর 
এক বছর পর্যন্ত এর ওপর চিন্তা-ভাবনা করলাম । আমি দেখলাম, তাদের জ্ঞান 
ছয় প্রকারের £ যথা ৪ অংকশান্্, যুক্তিবিদ্যা, প্রকৃতিবিদ্যা বা প্রাকৃতিক বিজ্ঞান, 
রাষ্ট্রনীতি, নীতিশান্ত্র ও ধর্মশান্্। প্রথম পাঁচ প্রকারের জ্ঞানের সঙ্গে ধর্মের 
হাঁ-না কোন সম্পর্কই নেই এবং ধর্মের ইতিবাচক দিক সপ্রমাণ করবার জন্য 
সে সবের অ্বীকৃতিরও কোন প্রয়োজন নেই। কতক দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে 
প্রাকৃতিক বিজ্ঞানের সাথে ধর্মের টক্কর লাগে, কিছু তা কতিপয় জিনিসে মাত্র। | 


১৪২ সংগ্রামী সাধকদের ইতিহাস 


এই ব্যাপারে শীতিগতভাবে এই ‘আকীদা পোষণ করতে হবে যে, প্রকৃতি বা 
স্বভাব আল্লাহ্র এখতিয়ারাধীন এবং বিজ্ঞান স্বয়ন্তর ও স্বশাসিত নয়। অবশ্য 
যে সমস্ত লোক এ সমস্ত জ্ঞান ও নিবন্ধে দার্শনিকদের মেধা ও সুক্মদৃষ্টি লক্ষ্য 
কবে তারা সাধারণত ভীত ও সন্তস্ত হয়ে পড়ে এবং মনে করে যে, জ্ঞানের 
সকল শাখা-প্রশাখায়ই বুঝি তাদের এরূপ অধিকার রয়েছে! অথচ এটা জরুরী 
নয় যে, কোন ব্যক্তির জ্ঞান-বিজ্ঞানের একটি বিশেষ শাখায় অতুলনীয় দক্ষতা 
ও অভিজ্ঞতা আছে বলে এর সব শাখাতেই তার দক্ষতা থাকবে । এরপর যখন 
তারা এই সমস্ত লোকের মধ্যে ধর্মহীনতা ও ধর্মকে অস্বীকার করবার মানসিক 
প্রবণতা লক্ষ্য করে তখন তারা এসব জ্ঞানী ৫) ও বিজ্ঞানীদের প্রতি অন্ধ 
আনুগত্যবশত ধর্মকে অস্বীকার এবং ধর্মের ভূমিকাকে হান্কা ও খাটো করে 
দেখবার প্রয়াস পায়। অপরদিকে ইসলামের কতক নাদান দোস্ত দার্শনিকদের 
প্রতিটি দৃষ্টিভঙ্গি ও মতামত এবং তাদের প্রতিটি দাবিকেই প্রত্যাখ্যান করাকে 
তাদের অবশ্য পালনীয় কর্তব্য বলে গণ্য করেন এবং এটাকে তারা ইসলামের 
খিদমত বলে মনে করেন। এমন কি তারা প্রাকৃতিক বিজ্ঞানের ক্ষেত্রে তাদের 
সকল অনুসন্ধান ও পর্যবেক্ষণকেও অস্বীকার করতে এগিয়ে যান। এর একটি 
ক্ষতিকর প্রতিক্রিয়া এই যে, যে সব লোক তাদের বিজ্ঞান সম্পর্কীয় মতামত ও 
দৃষ্টিভঙ্গির সত্যতার ব্যাপারে নিশ্চিত এবং তাদের নিকট সে সব বস্ত প্রমাণিত 
সত্যের চূড়ায় উপনীত, উপরিউক্ত ধর্মান্ধতার কারণে তাদের ইসলাম সম্পর্কে" 
আকীদাই নড়বড়ে হয়ে যায় এবং দর্শনশান্ত্র অস্বীকার করার পরিবর্তে তারা 
ইসলাম সম্পর্কেই বিরূপ ধারণা পোষণ করতে থাকেন। মোট কথা, আমি এই 
সিদ্ধান্তে পৌছলাম যে, দর্শনশান্্র দ্বারা আমার চিত্ত সান্ত্বনা পাবে না এবং বুদ্ধি 
একাকী সকল উদ্দেশ্য ও লক্ষ্য আয়ত্ত করতে পারেও না বা সকল অসুবিধা দূর 
করবার ক্ষমতাও রাখে লা। থাকল বাতেনীয়া সন্প্রদায়। এ সম্পর্কে আমার গ্রন্থ 
অধ্যয়ন করার সুযোগ পেয়েছিলাম । আমি দেখতে পেলাম তাদের ‘আকীদার 
ভিত্তি যুগের ইমামের শিক্ষার ওপর নির্ভরশীল কিন্তু যুগের ইমামের অস্তিত্ব ও 
তার সত্যতা প্রমাণ সাপেক্ষ বস্তু এবং এ দু'টোই সীমাতিরিক্ত সন্দেহে ভরপুর । 
এখন রইল কেবল তাসাওউফ। সার্বক্ষণিকভাবে তাসাওউফের প্রতি আমি 
মনোনিবেশ করলাম । তাসাওউফ যেমন জ্ঞানগত বিষয়- তেমনি ব্যবহারিক 
বিষয়ও বটে । আমার কাছে জ্ঞানগত ব্যাপার অনেকটা সহজ ছিল । আমি আবূ 
তালিব মক্কীর “কু-তু'ল-কু'লুব", হারিছ মুহাসিবীর রচিত গ্রন্থাদি ও হযরত 


ইমাম গাযালী (র) ১৪৩ 


জুনায়দ বাগদাদী, হযরত শিবলী,হধরত আবু ইয়াধীদ বিস্তামী (র)-এর 
“মালফুজাত' পড়লাম এবং 'ইল্ম-এর রাস্তা ধরে যা কিছু অর্জন করা যায় তা 
অর্জন করলাম । অতঃপর আমি বুঝতে পারলাম যে, মূল হাকীকত তথা আসল 
সত্য পর্যন্ত শিক্ষার মাধ্যমে নয়, বরং প্রত্যক্ষ অভিজ্ঞতা, যওক বা স্বাদ, তন্ময় 
সাধনা ও অবস্থার পরিবর্তনের দ্বারা পৌছা যায়। যে জ্ঞান আমার পুঁজি ছিল, 
চাই তা শরীয়ত সম্পর্কিত হোক অথবা বুদ্ধিবৃত্তিক, তদ্বারা আমি আল্লাহ্‌র 
অস্তিত্ব, নবুওত ও আখিরাতের (পারলৌকিক জীবনের) ওপর সুদৃঢ় ঈমান লাভ 
করেছিলাম । অবশ্য তা কেবল দলীল-প্রমাণের ভিত্তিতেই নয়, বরং এ সব 
কার্ষকারণ, ঘটনাপরম্পরা ও বিচিত্র অভিজ্ঞতার মাধ্যমে লাভ করেছিলাম যার 
বিস্তারিত বর্ণনা দেওয়া মুশকিল! 

আমার কাছে এটা বেশ ভাল রকম পরিষ্কার হয়ে গিয়েছিল যে, পারলৌকিক 
সৌভাগ্য লাভের পন্থা কেবল তাকওয়া তথা আল্লাহ-ভীতি অবলম্বন করা এবং 
নফ্স তথা প্রবৃত্তিকে তার কামনা থেকে ফিরিয়ে রাখা। এজন্য যে কৌশল 
অবলম্বন করতে হবে তা হ'ল, এই নশ্বর পৃথিবীর মায়া ও আকর্ষণ ত্যাগ করে 
পারলৌকিক জীবনের প্রতি আকর্ষণ বাড়ানো এবং পূর্ণ একাগ্রতা ও নিষ্ঠার 
সঙ্গে আল্লাহ্র দিকে মনোনিবেশের মাধ্যমে অন্তরের দুর্নিবার স্বাভাবিক 
আকর্ষণকে দুনিয়া থেকে ছিন্ন করা । আর তা একমাত্র পার্থিব শান-শওকত, 
ধন-সম্পদ, মান-মর্যাদা ও ভোগ-লালসার আকর্ষণ পরিত্যাগ করার মাধ্যমেই 
সম্ভব হতে পারে। 

আমি আমার অবস্থা গভীরভাবে নিরীক্ষণ করলাম। বুঝতে পারলাম যে, 
আমার আপাদমস্তক পার্থিব আসক্তির কঠিন নিথড়ে আবদ্ধ । আমার সর্বোত্তম 
আমল হিসাবে শিক্ষা দান ছিল উল্লেখ করার মত। কিন্তু গভীরভাবে অনুসন্ধান 
চালাতে গিয়ে বুঝতে পারলাম, আমার গোটা সাধনা ও মনঃসংযোগই ছিল 
সেই সমস্ত জ্ঞান-বিজ্ঞানের প্রতি যা তেমন গুরুত্বপূর্ণ ছিল না এবং আখিরাতের 
স্বার্থের প্রতিও তা তেমন কল্যাণকর ছিল না। আমার অধ্যাপনার পেছনে যে 
নিয়ত ক্রিয়াশীল ছিল সে সম্পর্কে আমি ভেবে দেখলাম এবং বুঝতে পারলাম 
যে, তা একনিষ্ঠভাবে আল্লাহ্‌র উদ্দেশ্যে ছিল না, বরং তার পেছনে পার্থিব 
শান-শওকত বৃদ্ধি, প্রভাব-প্রতিপত্তি কায়েম ও সুখ্যাতি অর্জনের মানসিক- 
তাটাই সর্বাধিক সক্রিয় ছিল। আমার নিশ্চিত বিশ্বাস হ'ল যে, আমি 
ধ্বংসোনুখ নদীর পাড়ে দীড়িয়ে আছি। আমি যদি আমার অবস্থার সংস্কার 
সাধনে প্রয়াসী না হই তা হলে আমার জন্য তা কঠিন বিপদের কারণ হবে। 


১৪৪ সম্থ্রামী সাধকদের ইতিহাস 


দীর্ঘকাল পৰ্যন্ত আমি এই সব ছেড়ে-ছুঁড়ে বাগদাদ পরিত্যাগ করার চিন্তা- 
ভাবনা করতে থাকি। কিন্তু চূড়ান্ত ফয়সালায় উপনীত হতে ব্যর্থ হই। ছ'মাস 
এরূপ দ্বিধা-দ্বন্দের মাঝে কেটে যায়। কখনো পার্থিব কামনা-বাসনা আমাকে 
আকৃষ্ট করত, আবার কখনো আমার ঈমান আমাকে ডেকে বলত, “যাত্রার 
সময় নিকটবর্তী, জীবন বড় ক্ষণস্থায়ী, অথচ চলার পথ অনেক দীর্ঘ । এই সব 
“ল্ম ও আমল সেফ লোক দেখানো ভণ্ডামি ও প্রতারণা ছাড়া আর কিছু 
নয়।” কখনো আমার “নফ্স' (শয়তানী প্রবৃত্তি) আমাকে বলত, “এসব 
সাময়িক চিত্তবৈকল্যমাত্র ৷ আল্লাহ্‌ পাক তোমাকে যা কিছু প্রভাব-প্রতিপত্তি ও 
মান-মর্ধাদা দান করেছেন- বাগদাদ ছেড়ে দেবার পর যদি আবার কখনো 
ফিরে আস তাহলে এগুলো আবার ফিরে পাওয়া তোমার পক্ষে মুশকিল হবে ।” 
মোট কথা, এই উভয়বিধ টানাপোড়েনের মাঝে আরও ছয়টি মাস কেটে গেল, 
এমন কি পরিস্থিতি আমার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আমার মুখের ভাষা 
হ'ল বন্ধ, যেন কেউ আমার মুখে তালা লাগিয়ে দিয়েছে । আমি চেষ্টা করতাম 
আমার নিকট আগত ও নির্গত লোকদের (ছাত্র ও অতিথি_অভ্যাগত) মনস্তুষ্টির 
জন্য একই দিনে সব কিছু পড়িয়ে দিই। কিন্তু কি করব, আমার জিহবা আমার 
সহযোগিতা করছিল না এবং আমার মুখ দিয়ে একটি শব্দও উচ্চারিত হচ্ছিল 
না। 

জিহ্বা ও মুখের এই আড়ষ্টতা আমার অন্তরে দুশ্চিন্তা ও বেদনার সৃষ্টি করল, 
যার ফলে আমার হযম শক্তিও লোপ পেতে লাগল, এমন কি এক চুমুক পানি 
পান ও এক লোকমা খাদ্য হযম করাও আমার জন্য কষ্টসাধ্য হয়ে উঠল। 
ক্ৰমান্বয়ে আমার শারীরিক শক্তিতেও ভাটা দেখা দিল । শেষাবধি চিকিৎসকেরা 
-ও আমার চিকিৎসার ব্যাপারে নিরাশ হয়ে পড়লেন এবং বললেন: আসলে 
অসুখ আপনার হৃদয়-অভ্যন্তরে এবং তার প্রতিক্রিয়া দেখা দিচ্ছে আপনার 
সর্বশরীরে। যতদিন আপনার মন থেকে এ অসুখ না সারবে ততদিন পর্যন্ত 
কোন চিকিৎসাই ফলপ্রসূ হবে না। 

অগত্যা আমি আল্লাহ্র শরণাপন্ন হলাম এবং নিতান্ত অসহায়ভাবে কাতর স্বরে 
তাঁকে ডাকতে লাগলাম । এর ফলে আমার পক্ষে এই প্রভাব-প্রতিপত্তি, 
পদ-মর্যাদা, ধন-সম্পদ ও পরিবার-পরিজন সব কিছু ছেড়ে দেওয়া সহজ মনে 
হতে লাগল । আমি মন্ধা শরীফ গমনের অভিপ্রায় ব্যক্ত করলাম । আমার 
অন্তরের এই বাসনা ছিল যে, আমি শামও সফর করব। এরপর অত্যন্ত 
চমৎকারভাবে আমি বাগদাদ ত্যাগ করবার বন্দোবস্ত করে ফেললাম । 


ইমাম গাযালী রে) ১৪৫ 


ইরাকবাসী যখন আমার অভিপ্রায় সম্পর্কে অবহিত হ’ল তখন তারা চতুর্দিক 
থেকে আমাকে ভর্তসনা করতে লাগল । কেননা কারোর ধারণায় এটা আসছিল 
না যে, এত সব কিছু ছেড়ে দেবার পেছনে কোন ধর্মীয় কারণ থাকতে পারে! 
কেননা তাদের ধারণায় আমি তো ধর্মীয় খিদমতের জন্য সর্বোচ্চ পদটিতে 
সমাসীন ছিলামই। 
অতঃপর জনমনে নানারূপ জল্পনা-কল্পনা শুরু হ'ল। যীরা রাজধানী থেকে 
দূরে অবস্থান করতেন তীরা মনে করলেন যে, এর ভেতর সরকারী 
কর্মকর্তাদের ইশারা-ইঙ্গিত রয়ে গেছে অর্থাৎ সরকারী কোপানলই আমার এ 
ধরনের সিদ্ধান্ত গ্রহণের পেছনে কাজ করছে। কিন্তু খারা সরকারী মহলের 
সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত তারা দেখছিলেন যে, সরকারী মহল আমাকে ধরে 
রাখবার জন্য কি প্রাণান্তকর কোশেশই না করছে! তীরা বলেছিলেন, 
ইসলামের এই রওনক ও জ্ঞানমার্গের এই উজ্জ্বল-জোতিক্ষের ওপর কারো 
বদনজর পড়েছে, আর তাইতেই তিনি সব কিছু অবহেলায় ত্যাগ করে 
নিরুদ্দেশের পথে পা বাড়িয়েছেন- এ ছাড়া তাদের আর কিই-বা বলার 
থাকতে পারে! 
মোট কথা, আমি বাগদাদ ত্যাগ করলাম । আমার নিকট মাল-মাত্তা যা কিছু 
ছিল, চলার মত কিছু রেখে বাকী সব কিছুই বিলি-বন্টন করে দিলাম । বাগদাদ 
থেকে আমি শামে এলাম এবং সেখানে দু'বছরের কাছাকাছি থাকলাম ৷ 
সেখানে আমার কাজ রিয়াযত ও মুজাহাদা, নিঃসঙ্গ জীবন যাপন ও নির্জনতা 
অবলম্বন ছাড়া আর কিছুই ছিল না। ‘ইলমে তাসাওউফ থেকে আমি কিছু ' 
হাসিল করেছিলাম । সেই মুতাবিক তাযকিয়ায়ে নফ্স তথা আত্মশুদ্ধি, 
চারিত্রিক সংশোধন, পরিমার্জন ও আল্লাহ্‌র ধিকিরের জন্য নিজ কলবকে 
পরিষ্কৃতকরণের কাজে মগ্ন থাকি । অনেক দিন পর্যন্ত আমি দামিশকের 
মসজিদেই ই'তিকাফরত ছিলাম মসজিদের মিনারে আরোহণ করতাম এবং 
সমস্ত দিন দরজা বন্ধ করে সেখানেই বসে থাকতাম । 
অবশেষে আমি দামিশ্ক থেকে বায়তু'ল-মুকাদ্বাসে আসি। সেখানেও আমি 
দৈনিক মসজিদে সাখরার অভ্যন্তরে চলে যেতাম এবং দরজা বন্ধ করে সময় 
কাটাতাম। অতঃপর সায়্যিদুনা হযরত ইবরাহীম (আ)-এর রওয়া যিয়ারতের 
. পর আমার মনে হজ্জে বায়তুল্লাহ ও ঘিয়ারতে রওযা পাক (সা)-এর প্রবল 
বাসনা জাগ্রত হ'ল এবং মক্কা সুকাররামা ও মদীনা মুনাওয়ারার বরকত লাভ 
করে উপকৃত হবার খেয়াল জাগল'। অনন্তর আমি হজ্জে গমন করলাম । হজ্জ 
সংগ্রামী সাধক-(১ম)-১০ 


১৪৬ সংগ্রামী সাধকদের ইতিহাস 


করার পর পরিবার-পরিজনের প্রতি স্বাভাবিক আকর্ষণ ও সন্তান-সন্ততির ডাকে 
আমাকে দেশে ফিরতে হ'ল, অথচ একদিন দেশের নাম শুনলেই আমি কয়েক 
মাইল পালাতাম। সেখানে গিয়েও আমি একাকিত্বের মাঝেই কাটাবার ব্যবস্থা 
করলাম, আত্মশুদ্ধির ব্যাপারে এতটুকু অলসতার প্রশ্রয় দিলাম না। কিন্তু নানান 
'ঘটনা-প্রবাহ, পরিবার-পরিজনের চিন্তা ও অর্থনৈতিক প্রয়োজন তথা জীবিকার 
তাগিদ আমার স্বভাব ও প্রকৃতিতে বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি করত এবং এতে 
মনের একাগ্রতা ও চিত্তের প্রশান্তি অখণ্ডভাবে জুটত না। কিন্তু তাতে আমি 
নিরাশ হতাম না; সময় সময় এ থেকে বরং লাভবানই হতাম। 

এভাবে কাটিয়ে দিলাম দশটি বছর । এই নির্জন নিঃসঙ্গ মুহূর্তগুলোতে আমার 
নিকট যে সব রহস্য উদ্ঘাটিত হয়েছে এবং আমি যা লাভ করেছি তার 
বিস্তারিত বর্ণনা দান সম্ভব নয়। তবে পাঠকের উপকারের জন্য এতটুকু 
অবশ্যই বলব যে, আমি নিশ্চিতভাবেই অবহিত হয়েছি যে, কেবল সুফীরাই 
আল্লাহ্র পথের পথিক ৷ তাদের সীরাত (জীবনচরিত)-ই সর্বোত্তম সীরাত, 
তাদের পথই সর্বাধিক সুদৃঢ়, তাদের আখলাক তথা নৈতিক চরিব্রই সর্বাধিক 
ট্রেনিংপ্রাপ্ত, বিশুদ্ধ ও সঠিক । বুদ্ধিজীবীদের বুদ্ধি, জ্ঞানীদের হিকমত ও 
শরীয়তের সৃক্ম রহস্যবিদদের ‘ইল্‌ম মিলেও যদি তাদের সীরাত ও নৈতিক 
চরিত্র থেকে উত্তম কিছু আনতে চায় তবে তা সম্ভব নয়। তীদের সকল 
প্রকাশ্য-অপ্রকাশ্য গতি ও স্থের্য নবৃওতের প্রদীপালোক থেকে উৎসারিত এবং 
নবৃওতের জ্যোতি থেকে বড় কোন আলো এ ধরার বুকে নেই যা থেকে 
আলো-কণা পাওয়া যেতে পারে। 


জনসমাবেশের 'দিকে প্রত্যাবর্তন 


সম্ভব ছিল ইমাম গাযালী রে) এই নিঃসঙ্গ জীবন ও নির্জনতার মাঝেই থেকে 
যেতেন এবং বাকী জীবনও রূহানী আনন্দ উপভোগ এবং একাথতার আরাম ও 
পরিতৃপ্তির মাঝেই কাটিয়ে দিতেন। কিন্তু আল্লাহ্‌ তা'আলা তাঁর থেকে যে বিরাট 
মহান খিদমত নিতে চাচ্ছিলেন তার জন্য অপরিহার্য ছিল যে, তিনি নির্জনবাস 
থেকে বেরিয়ে আসবেন এবং পঠন-পাঠন, রচনা সংকলন ও সামাজিক জীবন 
এখতিয়ার করবেন যাতে করে গোটা সৃষ্টিকুলের কল্যাণ সাধিত হয়, ধর্মদ্রোহী 
মতবাদ ও দর্শন প্রত্যাখ্যাত হয় এবং জ্ঞানগত ও বুদ্ধিবৃত্তিক উপায়ে ইসলামের 
শ্রেষ্ঠত্ব ও সত্যতা প্রমাণিত হয়। বিশেষ করে আল্লাহ্‌ তা'আলা তীকে এমন 
নিশ্চিত জ্ঞান, বিশ্বাস ও পর্যবেক্ষণের স্তরে পৌছে দিয়েছিলেন যে, তৎকালীন 


ইমাম গাযালী (র) ১৪৭ 


মুসলিম বিশ্বে তার থেকে অধিক যথার্থ ও যোগ্য ব্যক্তিত্ব আর কেউ ছিলেন না। 
যেহেতু এই কর্মের পেছনে আল্লাহ্‌র মঞ্জুরী ছিল এবং ইসলামেরও এর ভীষণ 
প্রয়োজন ছিল, এজন্য স্বয়ং তার নিজের মনেই এর অনুপ্রেরণা সৃষ্টি হ'ল এবং এ 
ধারণাও প্রাধান্য পেল যে, এটি সাধনার ধন এবং এটি আদ্িয়া-ই-কিরাম 
(আ)-এর প্রতিনিধিত্ব, যুগের দাবি ও সর্বোত্তম “ইবাদত । তিনি তার নিজ 
অনুভূতিকে খোদ নিজেই বর্ণনা করেছেন এবং নিঃসঙ্গ জীবন থেকে জনসমাবেশে 
ফিরে আসার কারণও লিপিবদ্ধ করেছেন। 


আমি দেখতে পেলাম যে, দর্শনশাস্ত্ের প্রভাবে তাসাওউফের বহু দাবিদারের 
গোমরাহী, অনেক “আলিম-“উলামা'র বে'আমল জীবন ও সুতাকান্পিমদের 
ত্রুটিপূর্ণ ও দুর্বল প্রতিনিধিত্বের কারণে অধিকাংশ শ্রেণীর ঈমান দোদুল্যমান ও 
নড়বড়ে হয়ে গেছে এবং “আকীদা তথা ধর্মবিশ্বাসের ওপর এর খুবই খারাপ 
প্রতিক্রিয়া পড়ছে। দর্শনশান্্রজাত বহু লোক শরীয়তের প্রকাশ্য বিধি-বিধান ও 
" হুকুম-আহকামের পাবন্দও বটে, কিন্তু নবৃওত ও দীনের হাকীকতের ওপর 
তাদের ঈমান নেই । কতক লোক কেবল শারীরিক ব্যায়ামের ধারণায় নামায 
পড়ে, কেউ পড়ে কেবল সোসাইটি ও নগরবাসীর অভ্যাসের অনুসরণ এবং 
নিজেদের হেফাজতের জন্য । কতক লোক শর“ঈ হুকুম-আহ্কামের বস্তুগত 
সুবিধা লাভ এবং সেগুলো পালন না করলে জাগতিক ক্ষতি হবে ধারণা করে 
তা পালন করে । আমি দেখছি যে, আমি সে সব সন্দেহ নিরসন করবার মত 
যোগ্যতা রাখি এবং সহজেই তা করতে পারি, এমন কি এ সব লোককে 
পর্দান্তরালে প্রেরণ আমার কাছে পানি পান করার চেয়েও অধিকতর সহজ বলে 
মনে হয়। এতদৃদৃষ্টে আমার মনে শক্তভাবে এই ধারণার সৃষ্টি হ'ল যে, আমার 
এই কাজই করা উচিত এবং এটাই সময়ের অপরিহার্য দায়িত্ব ও কর্তব্য । আমি 
আপন মনেই বললাম, “এই নিঃসঙ্গ ও জনমানবের সঙ্গে সম্পর্কহীন জীবন 
তোমার জন্য কবে এবং কখন জায়েয হ'লঃ রোগ-ব্যাধি চতুর্দিকে ছড়িয়ে 
গেছে। চিকিৎসক নিজেই আজ রোগী । আল্লাহ্‌র সৃষ্ট জগত আজ ধ্বংসের 
প্রান্তে এসে উপনীত 1” অতঃপর আমি বললাম, “এই এতবড় বিরাট ও মহান 
দায়িত্‌ তোমা দ্বারা কিভাবে পালিত হতে পারে! বর্তমান যুগ তো নবী যুগ 
থেকে বহু দূরে এসে গেছে । চারদিকে বাতিলেরই রাজত্ব । যদি তুমি আল্লাহ্‌র 
সৃষ্টিজগতকে তাদের প্রিয় ও পরিচিত বস্তুসমূহ থেকে সরিয়ে নিয়ে আসতে 
চেষ্টা কর তাহলে গোটা যুগ-যমানা তোমার বিরোধী হয়ে যাবে । তুমি একাকী 
কিভাবে তাদের মুকাবিলা করবে এবং কীভাবে জীবন যাপন করবেঃ এটা তো 


১৪৮ সংগ্রামী সাধকদের ইতিহাস 


তখনই সম্ভব যখন যুগ-যমানা অনুকূল হয় এবং সমকালীন সুলতানও দীনদার 
হন।” আমি এই বলে আমার মনকে বুঝ দিলাম এবং নিজের জন্য নিঃসঙ্গ ও 
নির্জন জীবন যাপন জায়েয বলে অভিহিত করলাম । কিন্তু আল্লাহ্‌ তা'আলার 
অন্য কিছু মঞ্জুর ছিল। তিনি তৎকালীন সুলতানের মনে নিজেই একটি 
বিপ্লাবত্মক পরিবর্তন এনে দিলেন। 


তিনি (সুলতান) আমাকে এই ফেতনা মুকাবিলা করবার জন্য নিশাপুর 
পৌছবার জন্য জোর তাগিদসহ নির্দেশ দিলেন। সুলতানের এই নির্দেশ এই 
পর্যায়ের ছিল যে, আমি অনুভব করলাম, যদি আমি এই হুকুম তা’মিল না করি 
তাহলে এর পরিণতি সুলতানের অসন্তুষ্টি পর্যন্ত পৌছবে। আমি ভাবলাম যে, 
এবার আমার জন্য আর কোন ওযর অবশিষ্ট রইল না। এরপরও যদি আমি 
নির্জনতা অবলম্বন করি এবং নিঃসঙ্গ জীবনকেই বেছে নিই তা হবে আমার 
অলসতা, আরামপ্রিয়তা এবং দায়িত্‌ ও কর্তব্যের বোঝা হাল্কা করবারই 
নামান্তর, তা হবে পরীক্ষা ও দুঃখকষ্টপূর্ণ অবস্থা থেকে গা বাচিয়ে চলবার 
স্বার্থেই, অথচ আল্লাহ পাক ইরশাদ করেন $ 
520) 5 চাও - উর a's Cal Tol ১ 15852 21১1 = 
55541 31525 52301 হা] শি 5 Ls ১ 

“মানুষ কি মনে করে যে, “আমরা ঈমান এনেছি' একথা বললেই ওদেরকে 
পরীক্ষা না করেই অব্যাহতি দেওয়া হবে! আমি তো এদের পূর্ববতীদেরকেও 
কারা খিথ্যাবাদী”। -সুরা 'আনকাবৃত, ২-৩ আয়াত ৷ 
অধিকন্তু রসূল করীম (সা)-এর প্রতি, যিনি তীর বান্দাদের মধ্যে সর্বাধিক 
সম্মানিত ও মর্যাদাবান ছিলেন, ইরশাদ করেন £ 
MA ০০৯10951548 519৮ ia আই ০০ 0০০১ ELS Ty 

+ 5৫০১1 LS ১০ WAL 280575014৫1 4525 Ys - Ea 
“তোমার পূর্বেও অনেক রসূলকে অবশ্যই মিথ্যাবাদী বলা হয়েছিল; কিন্তু 
তাদেরকে মিথ্যাবাদী আখ্যা দেওয়া ও ক্লেশ দেওয়া সত্তেও তারা ধৈর্য ধারণ 
করেছিল যে পর্যন্ত না আমার সাহায্য তাদের নিকট এসেছে। আল্লাহ্‌র আদেশে 
কেউ পরিবর্তন করতে পারে না। রসূলদের কিছু সংবাদ তোমার নিকট 
অবশ্যই এসেছে।” -সুরা আন“আম, ৩৪ আয়াত । 


ইমাম গাযালী (র) ১৪৯ 


আমি কতিপয় সূফী ও আধ্যাত্মিক পুরুষের সঙ্গে এ ব্যাপারে পরামর্শ 
করলাম। তারা সকলেই একমত হয়ে আমাকে নির্জনতা ছেড়ে বেরিয়ে 
আসবার পরামর্শ দিলেন। এর সমর্থনে আল্লাহ্‌র বহু সৎকর্মশীল বান্দা 
একাদিক্ৰমে স্বপ্ন দেখেন যা থেকে আমি অবহিত হই যে, আমার এ পদক্ষেপ 
বিরাট কল্যাণ ও বরকতের কারণ হবে এবং হিজরী পঞ্চম শতাব্দীর শুরুতে 
যার এক মাস মাত্র বাকী- সম্ভবত কোন বিরাট ও মহান সংক্কারমূলক কাজ 
হবে । আর তা এজন্য যে, হাদীছ শরীফে এসেছে, “আল্লাহ্‌ তা'আলা প্রতি 
শতাব্দীর মাথায় এমন একজন মানুষ পয়দা করেন যিনি এই উম্মতের দীনকে 
জীবন্ত করে তোলেন।” এই সব আলামত ও কার্যকারণদৃষ্টে আমার মনেও 
এরূপ আশা জাগরূক হ'ল । আল্লাহ্‌ তা'আলা আমার জন্য নিশাপুরের সফরের 
আয়োজন করে দিলেন এবং আমি এই মহান খিদমতের জন্য নিয়ত করে 
ফেললাম ৷ এটি ৪৯৯ হিজরীর ধি'ল-কাণ্দা মাসের ঘটনা । ৪৮৮ হিজরীর 
যি'ল-কাঁদাঃ মাসে বাগদাদ থেকে বহির্গত হয়েছিলাম । এই হিসাবে দেখা যায় 
আমি ১১ বছর নির্জন বাস করেছি। এসবই তকদীরে ইলাহীর পরিকল্পিত 
ব্যবস্থামাত্র। বাগদাদ থেকে বহির্ণত হওয়া এবং সেখানকার প্রভাব-প্রতিপত্তি ও 
পদমর্যাদাকে বিদায় সালাম জানানো আমার কল্পনায় আসত না, কিন্তু আল্লাহ্র 
হুকুমে তা সহজে হয়ে গেল। অনুরূপভাবে আমার এই নির্জনতা অবলম্বন 
কালীন যুগে নিঃসঙ্গ জীবন থেকে জনসমাবেশের মাঝে পুনর্বার ফিরে যাবার 
ধারণাও মনে উদয় হ'ত না, অথচ সময়ে ভার আয়োজনও সম্পন্ন হয়ে গেল। 
মোটকথা, ৪৯৯ হিজরীর ফি'ল-কাদা মাসে ইমাম সাহেব পুনরায় নিশাপুরের 
দিকে গতি ফেরালেন। তিনি নিজামিয়া মাদরাসায় অধ্যাপনার কাজে যোগ দিলেন 
এবং পুনর্বার অধ্যাপনা ও কল্যাণধর্মী কাজে আত্মনিয়োগ করলেন। কিন্তু ইমাম 
গাযালী (র)-এর এবারকার দরস ও তাদরীস তথা পঠন-গাঠন, সংস্কার ও সৎ পথ 
প্রদর্শন এবং পূর্বেকার পঠন-পাঠন কার্যক্রম, ওয়া'জ-নসীহত ও ইরশাদ-এর মধ্যে 
সুস্পষ্ট পার্থক্য ছিল। অনন্তর বিষয়টি তিনি নিজেই পরিষ্কার ভাষায় লিখেছেন : 
আমি অনুভব করি যে, যদিও “ইল্ম-এর প্রচার ও প্রসারের দিকে পুনরায় 
আমি ফিরে এলাম, কিন্তু প্রকৃতপক্ষে একে আমার প্রথম অবস্থার দিকে 
প্রত্যাবর্তন বলা ঠিক হবে না। আমার পূর্বের ও পরের অবস্থার ভেতর 
আসমান-বমীন ফারাক। প্রথমে আমি সেই “ইল্ম-এর প্রচার করতাম যা 
প্রভাব ও পদমর্যাদা বৃদ্ধির মাধ্যম ছিল এবং আমি আমার কথা ও কর্ম দ্বারা 
তারই দাওয়াত দিতাম এবং এটাই ছিল আমার অভীষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য । কিন্তু 


১৫০ সংগ্রামী সাধকদের ইতিহাস 


এখন আমি সেই “ইল্ম-এর দাওয়াত দিই যার কারণে পদমর্যাদা ও 
প্রভাব-প্রতিপত্তির মায়া চিরদিনের তরে কাটাতে হয়। এখন আমি আমার 
নিজের ও অন্যের সংস্কার ও সংশোধন চাই। আমি জানি না, আমি আমার 
অভীষ্ট লক্ষ্য পর্যন্ত পৌছুতে পারব কিনা অথবা এর পূর্বেই আমাকে কর্মের 
জগত থেকে চিরবিদায় নিতে হবে। কিন্তু নিজস্ব য়াকীন ও পর্যবেক্ষণের 
ভিত্তিতে আমার ঈমান এই যে, আসল শক্তি আল্লাহ্রই শক্তি। তারই কারণে 
মানুষ গোমরাহী ও মন্দ থেকে বাঁচতে পারে এবং হিদায়াত ও আনুগত্যের শক্তি 
অর্জন করতে পারে । আসলে আমি নিজের তরফ থেকে সচল ও সক্রিয় হই 
নি, আল্লাহই আমাকে সচল ও গতিশীল বানিয়েছেন । আমি নিজে থেকে কাজ 
শুরু করিনি, আল্লাহ পাকই আমাকে কাজে লাগিয়েছেন। আমার দু'আ, আল্লাহু 
পাক প্রথমে আমাকে সংশোধন করুন, অতঃপর আমা ছারা অন্যদের সংস্কার ও 
সংশোধন হোক; প্রথমে আমাকে পথে আনুন, এরপর আমা দ্বারা অন্যদের পথ 
প্রদর্শনের কাজ নিন। সত্য যেন আমার সম্মুখে উদ্ভাসিত হয় এবং ঠার 
বদৌলতে আমি যেন আনুগত্য করার সৌভাগ্য লাভ করতে পারি; বাতিল যেন 
আমার চোখে উজ্তবলভাবে প্রতিভাত হয় এবং আমি যেন তার অনুসরণ থেকে 
বাচি। 
ইমাম গাযালী রে)-এর সংস্কার ও ইসলামী পুনর্জাগরণমূলক কাজ 
ইমাম গাযালী (র) এরপর যে সংস্কার ও ইসলামী পুনর্জাগরণমূলক কাজ 
আঞ্জাম দেন তাকে দু'ভাগে ভাগ করা যায় ৪ 
১. দর্শন ও বাতেনী মতবাদের বর্ধিত প্লাবনের মুকাবিলা এবং ইসলামের পক্ষ 
থেকে সে সবের মূল ভিত্তির ওপর আঘাত হানা । 
২. সমাজ ও ব্যক্তিগত জীবনের ইসলামী ও নৈতিক পর্যালোচনা এবং সে 
সবের ওপর সমালোচনা ও সংস্কার । 


দর্শনের ওপর কার্যকর অপারেশন 

তার প্রথম ও সর্ববৃহৎ কৃতিতৃপূর্ণ অবদানের বিস্তারিত বিবরণ এই যে, 
ধর্মদ্রোহী মতবাদ ও বাতেনিয়াদের বিরুদ্ধে তখন পর্যন্ত যা কিছু করা হচ্ছিল তা 
ছিল আত্মরক্ষামূলক এবং প্রত্যুত্তর দেওয়ার মাঝেই সীমাবদ্ধ ছিল। সে সময় পর্যন্ত 
দর্শন ইসলামের ওপর হামলারত ছিল এবং মুতাকাল্লিমগণ ইসলামের সমর্থনে 
সাফাই পেশ করছিলেন। দর্শনশাস্ত্র ইসলামের মূল বুনিয়াদের ওপর কুঠারঘাত 


১. আল-মুনকি"য’ মিনা’দ্দ লাল, ২৮-৩০ পৃ. সংক্ষেপে । 


' ইমাম গাযালী (র) ১৫১ 


করত এবং ‘ইলমে কালাম ইসলামের ঢাল হবার কোশেশ করত । সেই সময় 
পর্যন্ত যুতাকাল্লিমগণ ও ‘উলামায়ে ইসলামের ভেতর কেউই স্বয়ং দর্শনের ভিত্তির 
ওপর আঘাত হানবার সাহস করেন নি। ‘দর্শন’ যে সব “কাল্পনিক ও মনগড়া’ : 
বিষয়ের ওপর দীড়িয়েছিল কয়েক শতাব্দী পর্যন্ত সে সবের ওপর আঘাত হানা ' 
এবং সে সবের জ্ঞানগর্ভ সমালোচনা করার হিম্মত কারো হয়নি। ইমাম আবুল 
হাসান আশ'আরীকে বাদ দিলে (দর্শনের সঙ্গে ধার সরাসরি টক্কর লাগে নি) গোটা 
‘ইলমে কালামের কণ্ঠস্বর তথা উচ্চারণ ভঙ্গী ছিল ওযরখাহী ও আত্মরক্ষামূলক। 
ইমাম গাযালী (র)-ই প্রথম ব্যক্তি যিনি দর্শনকে বিস্তারিত ও সমলোচনার নিরিখে 
অধ্যয়ন করেন। এরপর 4..১৬/৷ ৬০০ বা দার্শনিকদের লক্ষ্য ও উদ্দেশ্য-এই 
নামে একটি বই লিখেন। এতে তিনি সহজ সরল ভাষায় বিশ্লেষণমূলক পন্থায় 
যুক্তিবিদ্যা, অধিবিদ্যা তথা [15181015105 -ও প্রকৃতিবিদ্যার খোলাসা বা 
সারসংক্ষেপ পেশ করেন এবং পরিপূর্ণ নিরপেক্ষতার সঙ্গে দার্শনিকদের দৃষ্টিভঙ্গি ও 
আলোচনা লিপিবদ্ধ করেন ৷ গ্রন্থের ভূমিকায় তিনি খোলাখুলিভাবে বলেছেন যে, 
গণিতশান্ত্রে আলোচনা কিংবা তর্ক-বিতর্কের সুযোগ নেই এবং ধর্মের সঙ্গে এর ‘হা’ 
বা 'না'-এর কোনরূপ সম্পর্ক নেই। কিন্তু ধর্মের আসল সংঘর্ষ অধিবিদ্যার সঙ্গে । 
যুক্তিবিদ্যায়ও খুব অল্পই ভুল আছে। যদি কিছু মতভেদ থাকে তা পরিভাষার 
কষত্রে। গ্রকৃতিবিদ্যায় অবশ্যই সত্য-মিথ্যার তথা হক ও বাতিলের মিশ্রণ আছে। 
এজন্য তার আলোচ্য বিষয় প্রকৃতপক্ষে অধিবিদ্যা এবং কিছুটা পরিমাণ 
প্রকৃতিবিদ্যা । আর যুক্তিবিদ্যা কেবল ভূমিকাম্বরূপ ও পরিভাষার জন্য । 

এই গ্রন্থ শেষ ক'রে, যা ইলমে কালামের শিবিরে খুবই দরকার ছিল, তিনি 
তীর বিখ্যাত গ্রন্থ 'তাহাফতু'ল-ফালাসিফা' দোর্শনিকদের ভ্রান্তি ও অসঙ্গতি) 
লেখেন যার জন্যই তিনি “মাক "সি 'দু'ল-ফালাসিফা' লিখেছিলেন এতে তিনি দর্শন, 
অধিবিদ্যা ও প্রকৃতিবিদ্যার ওপর ইসলামী দৃষ্টিকোণ থেকে সমালোচনা করেন 
এবং তার জ্ঞনগত দুর্বলতা, তার যুক্তি-প্রমাপের অসারতা এবং দার্শনিকদের 
পারস্পরিক বৈপরীত্য ও মতভেদকে পরিপূর্ণ শক্তি ও সাহসিকতার সঙ্গে প্রকাশ 
করেন। উক্ত গ্রন্থে ভার কণ্ঠস্বর ও উচ্চারণভঙ্গী আণপূর্ণ, তার ভাষা শক্তিশালী ও 
প্রস্ণুটিত, কোথাও কোথাও তা বিদ্বপাত্বক ও উদ্ধত্যপূর্ণ ভঙ্গি অনুসরণ করে, যা 
কিনা দর্শনশান্ত্রের ভয়ে ভীত ও অভিভূত মহলের জন্য দরকার ছিল। তা পাঠ 
করলে অনুভূত হয় যে, গ্রন্থের গ্রন্থকার দার্শনিকদের মুকাবিলায় হীনমন্যতাবোধের 
. সামান্যতম মিশ্রণ থেকেও মুক্ত ও পবিত্র, আস্থা ও দৃঢ় বিশ্বাসে তিনি ভরপুর এবং 
দর্শনশান্ত্র সম্পর্কে তিনি এতটুকু আতংকিত কিংবা অভিভূত নন। তিনি গ্রীক 


১৫২ রর সংগ্রামী সাধকদের ইতিহাস 


দার্শনিকদেরকে তারই কাতারের মানুষ মনে করেন এবং তাঁদের সঙ্গে সমতার 
ভিত্তিতে ও প্রতিদ্বন্দিতার ভাষায় কথা বলেন। সে সময় এমন একজন লোকেরই 
দরকার ছিল, যিনি দর্শনশান্ত্রের চোখে চোখ রেখে কথা বলতে পারেন এবং 
আত্মরক্ষামূলক ও জবাবদিহির ভূমিকার পরিবর্তে দর্শনশান্তরের ওপর পূর্ণ শক্তিতে 
আঘাত হানতে পারেন। ইমাম গাযালী রে) 'তাহাফতু'ল-ফালাসিফা' নামক গ্রন্থে 
এই খেদমতই আঞ্জাম দিয়েছেন। গ্রন্থের ভূমিকায় তিনি লিখেছেনঃ 
আমাদের যুগে এমন কিছু লোক জন্মেছে যাদের ধারণা এই যে, তাদের দিল 
ও দিমাগ তথা মন ও মস্তিষ্ক সাধারণ লোকের তুলনায় বিশিষ্ট। এ সমস্ত লোক 
ধৰ্মীয় বিধি-বিধান ও বাধ্যবাধকতাকে অবজ্ঞার চোখে দেখে । এর কারণ 
একমাত্র এই যে, তারা সক্রেটিস, হিপোক্রেট (Hippocrate-খৃ. পূ. ৪৬০৭ 
৩৭৭), প্লেটো ও এরিস্টটলের ভীতিপূর্ণ নাম শুনেছে এবং ভীদের শানে তাদের 
অনুরাগী ভক্তবৃন্দের বিরাট সুতিপূর্ণ গালগল্প ও লক্বা-চওড়া ফিরিস্তি শুনেছে। 
তারা জানতে পেরেছে যে, অংকশান্্র, যুক্তিবিদ্যা ও অধিবিদ্যার ক্ষেত্রে তাঁরা 
(সক্রেটিস প্রমুখ দার্শনিক) বিরাট সুক্ষ দৃষ্টির পরিচয় দিয়েছেন এবং তীদের 
বুদ্ধি ও মেধার সমকক্ষ কেউ ছিলেন না। তীরা তাদের উন্নত মস্তিফ ও মেধার 
সঙ্গে ধর্ম ও তার আনুষঙ্গিক বিষয়ের অস্তিত্ব অস্বীকার করত। তাদের নিকট 
তাদের ধর্মের মূলনীতি ও নিয়মবিধি ছিল মনগড়া ও কৃত্রিম। ব্যস, আর কথা 
নেই, তারাও তাদের গুরুদের অন্ধ আনুগত্যে বাদরামি অনুকরণ করতে গিয়ে 
ধর্ম অস্বীকার করাকে নিজেদের জন্য একটা ফ্যাশন বানিয়ে নিল। তারা 
শিক্ষিত ও প্রগতিশীল নামে অভিহিত হবার খাহেশ মেটাতে ধর্মকে অস্বীকার 
করতে থাকল খাতে করে তাদের মর্যাদা সাধারণের তুলনায় উন্নত মনে করা 
হয় এবং তারা যাতে জ্ঞানী-গুণী ও বুদ্ধিজীবীদের কাতারে শামিল হতে পারে। 
এরই ভিত্তিতে আমি ইচ্ছা করলাম যে, এসব জ্ঞানী দার্শনিকরা এশী বিদ্যা 
(অধিবিদ্যা)-র ওপর যা কিছু লিখেছেন সে সবের ভ্রান্তি আমি দেখিয়ে দিই 
এবং প্রমাণ করে দিই যে, তাদের সংকট, সমস্যাবলী ও মূলনীতিগুলো 
ছেলেমিপূর্ণ এবং তাদের অনেক উক্তি ও দৃষ্টিভঙ্গি সীমাহীন রকমের হাস্যকর 1১ 
এই গ্রন্থের সন্মুখে গিয়ে তার বর্ণনাশক্তি ও বিদ্বপাত্মক লেখনী পদ্ধতি আরও 
শাণিত ও উদ্ধত হয়ে যায় ই প22958 
অত্যাশ্চর্য বিষয়সমূহ, » বুদ্ধিবৃত্তি ও আকফাশমার্গের পুরো বংশতালিকা লেখেন যা 
দার্শনিকরা লিখেছেন ৪ 


৯. তাহাফতু'ল-ফালাসিফা, ২-৩ পৃষ্ঠা; 


ইমাম গাযালী রে) ১৫৩ 


ASS এ| ০৪715 ৩৩৪ 5715 Sil le As SSS ১৮০০৪১৮০045 

+ a2 eg se এপি ০০ pls Cre Oli 
তোমাদের এই যে বিস্তৃত বিবরণ, তা কেবল গালভরা দাবি ও স্বেচ্ছাচারিতা 
ছাড়া আর কিছু নয়, বরং প্রকৃতপক্ষে তা অন্ধকারের ওপর অন্ধকারের প্রলেপ 
মাত্র । যদি কোন ব্যক্তি তার নিজের দেখা এমন স্বপ্নও বর্ণনা করে তাহলেও 
তার মস্তিষ্ক বিকৃতির প্রমাণ হবে। 


সামনে এগিয়ে তিনি লিখেন £ 
০০১০৯৪৫0555 ১৬৯ Jin a i ০ ISM ৮১ 4825 ১৩ Sl 
1... ১583৬৮0] oh pes All ৩৩৪৪ Sl eG 
আমার বিশ্বয় জাগে যে, পাগলেও কিভাবে এ ধরনের স্বনির্মিত ও 
স্বকপোলকল্পিত কথার ওপর তুষ্ট হতে পারে! সেখানে জ্ঞানী ও বুদ্ধিজীবীদের 
কথা তো ভাবাই যায় না, যারা তাদের নিজস্ব ধারণা মাফিক বোধগম্য 
বস্তুনিচয় ও সম্ভাবনার ভেতরও চুলচেরা বিশ্লেষণ করে ছাড়েন। ১ 


অন্যত্র লিখেন £ 

২০১০] pats La JS Ileal of lB ভ্ 3৮৮21 শি ৪৫3০1 
SAGA SIN ML sr 2d ১৪১ | এ 4158৯158555 
ESL laa re ৩8511024441 Jada 130৯3 — 8 45444 ১১৩৪০ এ 
৮০১91951451 উস কাছ Us lls ৭15৪1১36১01 sul 32১৭৮ ০০ 
255১] ১৬০] 31 05501 egal] ০৮ ally 01511 pe El GE 95 
৯৬৯০ ৮৪০৪ 91 ৩০০০১ HHS AIIM Bnd GSU (6৫35 ০1৮১০ 
COM ob Aly Al 19১৮৪| [১টি ১৪ কন LA এ ০৪ 

+ Lis ERA বিএন ভা sl 11 E20 MAY ye 
প্রথম স্বয়ন্ভূর সম্মানে উচ্ছ্বাস ও সীমাতিরিক্ততা প্রকাশ করতে গিয়ে তাকে 
(স্বেয়্তু বা প্রথম সৃষ্টাকে) এমন সীমায় পৌছে দিয়েছে যে, তারা মর্যাদার সব 
শর্ত ও আবশ্যকীয় বিষয়াবলীকেও বাতিল আখ্যায়িত করেছে এবং আল্লাহ্‌ 
তা‘আলাকে (নিজেদের দর্শনে) সেই মুর্দা লাশের ন্যায় বানিয়ে দিয়েছে যে 
জানেই না যে, বহির্জণতে কি হচ্ছে কিংবা ঘটছে। অবশ্য এই দিক দিয়ে তিনি 
(নষ্টা, স্বয়ন্তু) মুর্দা অপেক্ষা ভাগ্যবান যে, তার উপলব্ধি ও অনুভূতি শক্তি লোপ 
পায়নি, বরং তা আছে (আর মৃত লাশের উপলব্ধি, চেতনা কিংবা অনুভূতি 
থাকে না)। আল্লাহ পাক এ ধরনের লোকদেরকে এমন পরিণতির সম্মুখীন 


১. তাহাফুতু'ল-ফালাসিকা-৩৩ পৃ. ৷ 


১৫৪ সংঘামী সাধকদের ইতিহাস 


করেন যে, তারা আল্লাহ্র পথ থেকে দূরে সরে যায়, সৎ ও সত্য পরিত্যাগ 
করে এবং নিম্নোক্ত আয়াতকে অস্বীকার করে : 
ক্র GE 8১৮813০৫015 কি La 

“আর আমি সেই সব কাফির ও মুশরিকদেরকে আসমান ও যমীন সৃষ্টি 
করবার সময় সাক্ষী বানাই নি, এমন কি তাদের পয়দা করবার মুহুর্তেও না”, 
যারা আল্লাহ্‌র প্রতি কুধারণা পোষণ করে এবং খারাপ “আকীদা রাখে, যাদের 
ধারণা যে, আল্লাহ্‌র রবৃবিয়তের (পালনবাদ-এর) হাকীকতের ওপর মানবীয় 
ব্যাপারে গর্বিত এবং মনে করে যে, তাদের উপস্থিতি ও বর্তমান থাকা অবস্থায় 
পয়ণন্বরদের অনুকরণ ও আনুগত্যের প্রয়োজন নেই। নিশ্চিতরূপেই এর 
পরিণতি এই হয়েছে যে, তাদের মুখ দিয়ে (যুক্তিবুদ্ধির নামে) এমন সব 
হাস্যকর কথাবার্তার বেরোয়, যদি কেউ এ ধরনের স্বপ্নের বর্ণনাও দেয় তাহলে 
লোকে বিস্মিত হবে।১ 


তাহাফতু”ল-ফালাসিফার প্রভাব 

দর্শনশান্ত্রর ওপর এই সাহসিকতাপূর্ণ সমালোচনা এবং নির্দিষ্ট সীমা পর্যন্ত 
তার প্রতি অবজ্ঞা ও তাচ্ছিল্য প্রদর্শন 'ইলম-ই-কালামের ইতিহাসে এমন একটি 
নতুন যুগের সৃষ্টি করে যার সার্বিক কৃতিত্ব ইমাম গাযালীর প্রাপ্য । পরে শায়খুল 
ইসলাম ইমাম ইবৃন তায়মিয়া (র) এর পূর্ণতা দান করেন এবং দর্শনশান্ত্র ও 
যুক্তিবিদ্যার মৃতদেহের “পোস্ট মর্টেম”-এর দায়িত্ব পালন করেন। দর্শনশাস্ত্রে 
অপারেশনের এই ধারার সূচনাও ইমাম গাযালী (র)-এর রচিত গ্রন্থাদি থেকেই ৷ 

'তাহাফতু'ল-ফালাসিফা' দর্শনশান্ত্রের কাল্পনিক ভোজবাজির ওপর কার্যকর 
আঘাত হানে এবং তার শ্রেষ্ঠত্ব, মর্যাদা ও মেধাগত পবিভ্রতাকে বেশ ক্ষতিগ্রস্ত 
করে। এই গ্রন্থের রচনা দর্শনশান্ত্রের জগতে একটি অস্থিরতা, চাঞ্চল্য ও ক্রোধের 
জনা দেয়। কিন্তু শত বছর পর্যন্ত এর প্রত্যুত্তরে কোন উল্লেখযোগ্য গ্রন্থ প্রণীত 
হয়নি, এমন কি হিজরী ষষ্ঠ শতাব্দীর শেষে দর্শনশাস্ত্রের প্রখ্যাত উৎসাহী প্রবক্তা ও 
এরিস্টটলের অনুসারী ইব্‌ন রুশ্দ (মৃত্যু ৫৯৫ হিজরী) “তাহাফতু'্ত- তাহাফুত” 
সারাটি বইছে রানে যা লেখে দাতার বিষ সী বলেন; 
যে দর্শনশান্ত্র গাধালী রে)-এর আক্রমণে প্রায় মরণদশায় পৌছে গিয়েছিল, ইব্‌ন 
রুশদের সমর্থন তাকে এক শ’ বছরের জন্য পুনরায় জীবন দান করে ।২ 


১. তাহাকতুন্ল-ফালাস্ফা, ত পৃ. । 
২. প্রাচ্যে ও পাশ্চাত্যে পাশ্চাত্যে ইসলামী দুননের ইতিহাস-মুহাগদ লুৎফী জুম'আ, পৃ. ৭২। 


ইমাম গাষালী (র) ১৫৫ 


বাতেনী মতবাদের ওপর হামলা 

দর্শনশান্ত্র ছাড়াও ইমাম গাযালী”রে) বাতেনী মতবাদের ফেতনার দিকেও 
মনোযোগ দেন! তিনি বাগদাদের নিজামিয়া মাদরাসায় অধ্যাগনাকালে বাতেনীদের 
প্রত্যাখ্যানে তৎকালীন খলীফার ইঙ্গিতে 'আল-সুস্তাজহির' নামক গ্রন্থ প্রণয়ন 
করেছিলেন, যার উল্লেখ তিনি তীর আত্মজীবনীমূলক ‘আল-মুনকি "য' মিনা'দ্দ লাল’ 
নামক গ্রন্থে করেছেন। এই গ্রন্থ ছাড়াও এই বিষয়ের ওপর তার আরও তিনটি গ্রন্থ 
রয়েছে য সম্ভবত তীর ভ্রমণকালীন সময়ের রচনাঃ হু'জ্জাতু'ল-হক, 
সুফাস'সশলু*্ল-খিলাফ ও কণসায়ু'ল-বাতেনিয়া'১। তীর গ্রন্থের তালিকায় এই 
বিষয়ের ওপর হ:281 ০৫০৪ ও 5:50. ২/+= নামক আরও দু'টি গ্রন্থের সন্ধান 
পাওয়া যায়। বাতেনিয়া মতবাদের প্রত্যাখ্যানের জন্য প্রকৃতপক্ষে আহলে সুন্নাত 
ওয়া'ল-জামা'আত মহলে তীর চেয়ে উপযুক্ত ব্যক্তি-মেলা মুশকিল ছিল। তিনি 
দর্শনশান্ত্র, তাসাওউফ, জাহিরী “ইল্ম ও হাকীকত ও মা'রিফতের উভয় দিককার 
গলি-ঘুপচি সম্পর্কে ওয়াকিফহাল ছিলেন এবং তিনি রাতেনী মতবাদের রহস্য ভেদ 
ও তাদের বুদ্ধিবৃত্তিক ষড়যন্ত্রের পর্দা সহজেই উন্মোচন করতে পারতেন! বাতেনী 
মতবাদের বড় অস্ত্র ছিল দর্শনশান্ত্র ও তার পরিভাষাসমূহ। শুধু ইমাম গাযালী 
(র)-এর মতই কোন পরিপক্‌ ব্যক্তি ও বুদ্ধিবৃত্তির পর্যালোচক সে সবের 
প্রত্যাখানের কাজটি করতে পারতেন । বাস্তবেও তিনি তাই করেন । তিনি জ্ঞানগত 
দিক দিয়ে দর্শনশান্ত্রকে এক নি-্প্রভ ও গুরুত্হীন বস্তুতে পরিণত করেন। 


জীবন ও সমাজের ইসলামী পর্যালোচনা 
ইমাম গাযালী রে)-এর অপর সংস্কারমূলক কাজ ছিল জীবন ও সমাজের 


ইসলামী পর্যালোচনা এবং তার সংস্কার ও পুনর্জাগরণের প্রচেষ্টা। তার এই 
প্রচেষ্টার একটি সফল পরিণতি তার জীবন্ত ও চিরন্তন গ্রন্থ “ইহ 'য়া' 'উলুমুদ্দীন”। 
“ইহ 'য়া’ ‘উলুযুদ্দীন” 

ইসলামের ইতিহাসে যে কতিপয় গ্রন্থ মুসলমানদের দিল ও দিমাগ তথা মন 
ও মস্তিষ্ক এবং তাদের জীবনের ওপর সর্বাধিক প্রভাব বিস্তার করেছে তার ভেতর 
‘ইহ'য়া ‘উলুমুদ্দীন”-এর নাম সবিশেষ উল্লেখযোগ্য । ‘আলফিয়াহ’ নামক গ্রন্থের 
লেখক হাফিজ যয়নুদ্দীন আল-‘ইরাকী (মৃত্যু ৮০৬ হি.), যিনি ‘ইহ "য়া'তে উল্লিখিত 
হাদীছগুলো খুঁজে বের করেছেন, বলেছেনঃ ইমাম গাযালী (র)-এর 


১. এই তিনটি গ্রন্থের উল্লেখ ইমাম গাথালী (রো) “জাওয়াহির”"ল-কু 'রআন" নামক গ্রন্থে করেছেন 


১৫৬ সংগ্রামী সাধকদের ইতিহাস 


“ইহ-য়্াউ*ল-উলুম” ইসলামের সর্বোত্তম গ্রন্থের. একটি ।১ ইমাম গাযালী রে)-এর 
সমসাময়িক ও ইমামু'ল-হণারামায়ন-এর শাগরিদ “আবদুল গাফির ফারসী বলেন : 
ইহ "য়াউ'ল-“উলুম-এর পূর্বে এ ধরনের কোন কিতাব রচিত হয়নি।২ শায়খ মুহাম্মদ 
তাহলে আমি “ইহ'য়াউ*ল-“উলুম”-এর দ্বারা পুনরায় তা জীবিত করে দেব।”৩ 
হাফিজ ইবন জওযী কতিপয় বিষয়ে মতভেদ সত্ত্বেও এই গ্রন্থের প্রভাব ও ব্যাপক 
জনপ্রিয়তার স্বীকৃতি দিয়েছেন এবং “সিনহাজু'ল-ক "নে'দীন” নামে এর সংক্ষিপ্তসার 
লিখেছেন। 

এই গ্রন্থটি বিশেষ অবস্থা, মনোভঙ্গি ও বিশেষ প্রেরণা ও উৎসাহ নিয়ে লেখা 
হয়েছে! বাগদাদ থেকে সত্যের অবেষায় এবং সুদৃঢ় প্রত্যয় ও বিশ্বাসের সন্ধানে 
যে সফর ইমাম গাযালী রে) শুরু করেছিলেন যা সুদীর্ঘ দশটি বছরের কঠোর- 
কঠিন সাধনা, মুজাহাদা ও নির্জনবাসের পর সফলতা লাভের মাধ্যমে শেষ 
হয়েছিল হ'য়াউ'ল-“উলুম* ছিল সেই সফরেরই বিশিষ্ট সওগাত, যা তিনি 
€গোযালী) স্বীয় দেশবাসীর জন্য বহন করে এনেছিলেন ৷ এটি ছিল তীর হৃদয়ের 
অভিব্যক্তি ও প্রতিক্রিয়া, জ্ঞানগত অভিজ্ঞতা, সংক্কারমূলক ধ্যান-ধারণা এবং 
হৃদয়ের স্বতঃউৎসারিত আবেগ ও মত্ততাবস্থারই দর্পণ । 


মওলানা শিবলী নু-মানী তার “আল-গাষালী" (র) নামক গ্রন্থে লিখেছেন : 

তার মধ্যে সত্য অনুধাবনের প্রবল আগ্রহ সৃষ্টি হয়। দুনিয়ার বুকে প্রচলিত 
' সকল ধর্ম-বিশ্বাসই খুঁটিয়ে খুঁটিয়ে তিনি দেখেন। কিন্তু কোনটিই তাকে পূর্ণ 
তৃপ্তি দিতে পারেনি, আশ্বস্ত করতে পারেনি। শেষাবধি তিনি তাসাওউফের 
দিকে ঝুঁকে পড়েন। কিন্তু তা মুখে বলে বোঝাবার বস্তু ছিল না, বরং ছিল 
আপাদমস্তক অনুভব করবার বিষয়, ছিল অনুশীলনের মাধ্যমে উপলব্ধি করবার 
বন্তু। আর তার পয়লা সৌন্দর্য (২:4১) অভ্যন্তরীণ সংস্কার তথা ইসলাহে বাতেন 
ও তাষকিয়ায়ে নফ্‌স তথা আত্মার পরিশুদ্ধি ৷ ইমাম সাহেবের কর্মব্যস্ততা ও 
পেশা ছিল এ পথের প্রতিবন্ধক । একদিকে জনপ্রিয়তা, নাম, খ্যাতি, পদমর্যাদা, 
সন্মান, প্রতিপত্তি, আলোচনা-বিতর্ক, আর অন্যদিকে আত্মার পরিশুদ্ধি। 
উভয়ের মাঝে সহস্র যোজনের ব্যবধান । 4১১৮১ J} ৩5৪৩১ ৪ 4৫ ০1 ওই 
শেষ পর্যন্ত তিনি সব কিছু ছেড়ে ছুড়ে একটি কন্বলমাত্র পরিধান করে বাগদাদ 


১. ২ ও ৩ শায়খ আবদুল কাদির আল-হাসানীর - ০2৯31 4551 ৭৯3 -৬৪০০০৫ 


ইমাম গাযালী রে) | ১৫৭ 


থেকে বেরিয়ে পড়েন। তখন থেকেই তার প্রান্তর-জীবনের শুরু । অতঃপর 
কঠোর রিয়াষত ও মুজাহাদার পর তিনি তাসাওউফের রহস্য উদ্যানে 
প্রবেশাধিকার লাভ করেন। এখানে পৌছার পর স্বীয় অবস্থায় মত্ত হয়ে গোটা 
জীবন ও জগত থেকে তীর বেখবর হয়ে পড়ার আশংকা ছিল। কিন্তু এই 
অবস্থায়ও সাধারণের কল্যাণের দিকে ছিল তীর কড়া নজর। তিনি দেখতে 
পেলেন, ব্যাপক জনগণের অবস্থা বিগড়ে গেছে। ধনী-দরিদ্র, বিশিষ্ট-অবিশিষ্ট, 
জ্ঞানী-মূর্খ, চরিত্রবান-দৃশ্চরিত্র সকলেরই নৈতিক চরিত্র হয় ধ্বংস হয়ে গেছে, 
নয়ত হতে যাচ্ছে। "উলামা সম্পৃদায়, যারা সত্য পথের দলীলস্বরূপ হতে 
পারতেন, তারাই জীকজমক ও পদমর্যাদার কাঙাল । এসব দৃশ্য তাকে ব্যথিত 
করে তোলে। আর তারই প্রতিক্রিয়াস্বরূপ তিনি এই গ্রন্থ রচনা করেন। 
ভূমিকায় তিনি নিজেই লিখেছেন, “আমি দেখতে পেলাম, রোগব্যাধি গোটা 
জগতটাকে ছেয়ে ফেলেছে এবং পারলৌকিক সৌভাগ্যর রাস্তা বন্ধ হয়ে গেছে। 
‘উলামা, ধারা ছিলেন সত্য পথের দলীলম্বরূপ, ক্রমেই তাদের অস্তিত্ব লোপ ' 
পাচ্ছে! ‘আলিম নামধারী ধারা এখনো আছেন, তাঁরা নামকা ওয়াস্তে ‘আলিম, 
ব্যক্তিগত স্বার্থ ও উদ্দেশ্য তাদেরকে আষ্টেপৃষ্ঠে বেধে রেখেছে। তাদের মতে, 
'ইল্ম স্রেফ তিনটি জিনিসের নাম, যথা : মুনাজারাহ বা পারস্পরিক বিতর্ক 
অনুষ্ঠান (যা গর্ব, অহমিকা ও যশ লাভের মাধ্যম); ওয়াজ বা বক্তৃতা (যার 
ভেতর জনসাধারণের মনোরঞ্জনের জন্য রঙীন ও ছন্দোবদ্ধ ছড়া, কবিতা ও 
শ্লোক আবৃত্তি করা হয়) এবং ফতওয়া প্রদান (যা বিভিন্ন মামলা-মোকদদ মার 
ফয়সালার মাধ্যম) । বাকী রইল আখিরাতের 'ইল্ম। এটা মূল লক্ষণীয় বিষয় 
হলেও অধিকাংশ “আলিমই তা ভুলে গিয়েছে। এতদৃষ্টে আমি আর ধৈর্য ধারণ 
করতে পারলাম না। আমার নিস্তব্ধতা ভেঙে চুরে খান খান হয়ে গেল।”৯ 


পর্যালোচনা ও হিসাব-নিকাশ 

ইমাম গাযালী (র)-এর গ্রন্থ প্রণয়নের উদ্দেশ্য ছিল ইসলাহ ও তরবিয়ত তথা 
সংক্কার-সংশোধন ও প্রশিক্ষণ । আর এজন্য জরুরী ছিল সে সব দুর্বলতা ও খারাপ 
দিকগুলো চিহ্নিত করা যা শিক্ষা ও ধর্মীয় কেন্দুগুলোতে এবং সাধারণভাবে মুসলিম 
জনসমাজে বিদ্যমান ছিল। অধিকন্তু প্রয়োজন ছিল, নফ্স ও শয়তান কিভাবে 
বিভিন্ন শ্রেণীর মানুষকে ধৌকা দিয়ে রেখেছে, হাকীকতসমূহ কিভাবে বদলে গেছে, 
মানুষ রিভাবে হাকীকত থেকে সরে গিয়ে বাহ্যিক আবরণ, চাকচিক্য ও 


৪ ৩ 
১. আল-গাযালী, শিবলী নু'মানীকৃত। 


১৫৮ সংখামী সাধকদের-ইতিহাঁস 


রসম-রেওয়াজের মধ্যে নিজেদের বন্দী করে ফেলেছে অর্থাৎ জীবনের মূল লক্ষ্য 
তথা পারলৌকিক সৌভাগ্য, রিযা-ই-ইলাহী ও আল্লাহ্র সন্তুষ্টি থেকে কিভাবে 
তারা গাফিল হয়ে পড়েছে, তা জনসাধারণের গোচরীভূত করা । এজন্য তিনি স্বীয় 
যুগের জীবন-যাত্রা ও সমসাময়িক সমাজের কার্যকলাপের পূর্ণ পর্যালোচনা ও 
পরীক্ষা-নিরীক্ষা করেন এবং প্রতিটি শ্রেণীর রোগ-ব্যাধি ও ক্রটি-বিচ্যুতি তথা 
ভুল-্রাত্তিগুলো পরিষ্কার ভাষায় বর্ণনা করেন, লক্ষ্য-উদ্দেশ্য ও উপায়- 
উপকরণাদির ভেতর পার্থক্য নির্ণয় করেন, “ইল্ম-এর মধ্যে ধর্মীয় ‘ইলম ও পার্থিব 
হিল্ম, অতঃপর প্রশংসিত 'ইল্ম ও নিন্দনীয় ‘ইলম, অতঃপর ফরয-ই-আইন, 
ফরয-ই-কিফায়া ইত্যাদির শ্রেণী বিন্যাস করেন। তিনি সময়ের দাবি অপরিহার্য 
দায়িত্ব ও কর্তব্য এবং মূল কর্মের দিকেও সকলের মনোযোগ আকর্ষণ করেন। 
ধনিক ও বিভ্রশালীদের দায়িতৃহীনতা, গাফিলতি ও তাদের বিশেষ ও যথার্থ 
রোগ-ব্যাধিগুলো খোলাখুলি বর্ণনা করেন। সুলতান ও শাসন কর্তৃতে সমাসীন 
ব্যক্তিবর্গের নিভীক সমালোচনা করেন এবং তাদের জোর-জুলুম ও নির্যাতন, 
শরীয়তবিরুদ্ধ কার্যকলাপ ও আইন-কানুনের নিন্দা করেন। এতস্িন্ন তিনি 
জনসাধারণের ব্যাধিসমূহ, বিভিন্ন শ্রেণীর ও স্থানের গর্হিত আচরণসমূহ, নিন্দনীয় 
অভ্যাস এবং ইসলাম বিরোধী ধর্মীয় প্রথা-পদ্ধতি ও বিদ'আতমুলক কর্মের 
বিস্তারিত বিবরণ দেন। মোট কথা, এই গ্রন্থটি ইসলামের প্রথম বিস্তারিত ও 
যুক্তি-প্রমাণভিত্তিক গ্রন্থ যার মধ্যে গোটা জীবনের ও বিগড়ে যাওয়া ইসলামী 
সমাজব্যবস্থার পরিপূর্ণ খতিয়ান রয়েছে এবং নৈতিক চরিত্রের ব্যাধিগুলোর উৎস ও 
তার কারণ এবং এর চিরিৎসা-পদ্ধতির ব্যাখ্যা দেওয়া হয়েছে। 


“উলামা ও ধার্মিক ব্যক্তিবর্গ 

ইমাম গাযালী (র)-এর মতে, বিশ্বব্যাপী অশান্তি, বিপর্যয় ও ধর্মীয় ও চারিত্রিক 
লবণস্বরূপ। যদি লবণই নষ্ট হয়ে যায় তাহলে এমন কোন্‌ বস্তু আছে যা তাকে 
ভাল করতে পারে? কবির ভাবায় $ | 

০০৮৪ (401 2] CLL clos lat SL lab 21511 ০৯৬০ 

ওহে উলামা সম্প্রদায়! তোমরা যারা শহরের লবণসদৃশ, আমাকে বলে দাও, 

যদি লবণই নষ্ট হয়ে যায় তাহলে আর কি দিয়ে তা ভাল করা যায়? 

অন্তরের ব্যাধির আধিক্য ও সাধারণ মানুষের গাফিলতির কারণ বর্ণনা করতে 


ইমাম গাষালী (র) ১৫৯ 
গয়ে এক স্থানে তিনি লিখেছেন ৪ 


এও প্‌ ৭151112৭275 81 053 abl এক 1711 পা ৬৯৩ এ 
. 4৯১০০৯৪1৩3৯ টির ০৯৩৭ nell ৩৬৯ জে 1৬০ 
তৃতীয় কারণ এবং সেটাই এমন ব্যাধি যার চিকিৎসা নেই আর তা এই যে, 
রোগী বর্তমান, কিন্তু চিকিৎসক লাপাভা ৷ “উলামায়ে কিরাম সমাজের 
চিকিৎসক আর তীরাই এ যুগে ব্যাধিতে সাংঘাতিকভাবে আক্রান্ত । সুতরাং 
চিকিৎসা করতে তারা অক্ষম । 
তীর মতে, সুলতান ও শাসকবর্গের খারাপ হবার কারণ “উলামায়ে কিরামের 
কমযোরী এবং স্বীয় দায়িত্ব পালনে তাদের গাফিলতি । এক স্থানে তিনি লিখেছেন: 
sLalall Luts dL swig ft sais el ৩০০৪ lal 21৮৯5 
CAC ০৯ UGS JED gull ০০০15 eg! SLAY 
সংক্ষিপ্তপার এই যে, প্রজাবর্গের খারাপ হবার কারণ রাজা-বাদশাহ্র তথা 
শাসন কর্তৃত্বে সমাসীন ব্যক্তিবর্গের খারাবী এবং ‘উলামায়ে কিরামের খারাপ 
হওয়া বাদশাহ তথা শাসকবর্ণের খারাপ হবার কারণ ৷ যদি আল্লাহৃভীতিহীন 
কাযী ও ‘উলামায়ে ‘সূ’ (নীতি, আদর্শ ও চরিত্রহীন স্বার্থসর্বস্ব দুনিয়াদার 
‘আলিম) না থাকত তাহলে শাসককুল এভাবে বিগড়ে যেত না, বরং তারা 
‘আলিমদের সমালোচনাকে ভয় করেই চলত । 
সে যুগের “আলিমদের সম্পর্কে ইমাম গাষালী (র)-এর অভিযোগ যে, তারা 
পূর্ব যুগের আলিম-‘উলামার ন্যায় ‘আমর বি‘ল-মা‘রফ ওয়া নাহী ‘আনি’ল- 
মুনকার’ তথা সৎ কাজে আদেশ ও অসৎ কাজ থেকে নিষেধ এবং অত্যাচারী 
শাসকের সন্মুখে হক-কথা বলার দায়িত্ব পালন করছেন না । তীর মতে, এর কারণ 
এই যে, ‘আলিম-‘উলামা দুনিয়াদার হয়ে গেছেন এবং পদমর্যাদার পেছনে 
ঘুরছেন। তিনি সে যুগের সুলতান ও শাসনকর্তৃতে সমাসীন ব্যক্তিবর্গের সম্মুখে 
সত্যপন্থী “উলামায়ে কিরামের সাহসিকতা, নির্ভীকতা ও হিসাব গ্রহণ ও অস্বীকৃতি 
জ্ঞাপনের প্রভাবমণ্ডিত ঘটনাবলী লিপিবদ্ধ করবার পর বলেন £ 
এই ছিল 'আলিমদের কর্মপদ্ধতি এবং ‘আমর বিস্ল-মা'রাফ ও নাহী “আনি+ল- 
মুনকার'-এর অবস্থা । রাজা-বাদশাহ্‌্র শান-শওকতের এতটুকু পরওয়া তাদের 
ছিল না। তীরা আল্লাহ্র অনুগ্রহের ওপর আস্থাশীল ছিলেন এবং নিশ্চিন্ত ও 
আশ্বস্ত ছিলেন যে, আন্রাহতা“আলা তাদেরকে হেফাজত করবেন। তারা 
আল্লাহ তা'আলার সেই ফয়সালার ওপরও রাষী ছিলেন যে, তীদের ভাগ্যে 


১৬০ সংগ্ামী সাধকদের ইতিহাস 


শাহাদত লাভ ঘটুক । যেহেতু তাঁদের নিয়ত ছিল খালেস, সেহেতু তাদের 
কথায় পাথরও মোমের মত গলে যেত এবং বিরাট থেকে বিরাটতর পাষাণ 
হৃদয়ও প্রভাবিত হ'ত। এখন তো অবস্থা এই যে, দুনিয়ার লোভ “আলিমদের 
বোবা বানিয়ে দিয়েছে এবং তারা একেবারে নিশ্চুপ । আর যদি কখনও তারা 
মুখ খোলে তাহলে দেখা যায় তাদের কথা ও কাজের মধ্যে কোন সামঞ্জস্য 
নেই। ফলে তাদের কথায়ও কোন আছর হয় না। যদি আজও তারা নিষ্ঠা ও 
সততার সঙ্গে কাজ করেন এবং “ইল্ম-এর হক আদায় করার চেষ্টা করেন 
তাহলে অবশ্যই তারা কামিয়াব হবেন। কেননা প্রজাবৃন্দের খারাপ আচরণ 
শাসকবর্ণের খারাপ আচরণের পরিণতিমাত্র। আর শাসকবর্ণের আচরণের 
খারাপ দিকগুলো আলিম-উলামার খারাপ আচরণের পরিণতি ছাড়া কিছু নয়। 
'আলিমদের মন্দ হওয়ার কারণ পার্থিব সম্পদ ও উচ্চ পদমর্যাদা প্রীতি । কেননা 
যার ওপর দুনিয়ার ভালবাসা চেপে বসে সে উচ্চ পর্যায়ের লোক কিংবা 
রাজা-বাদশাহ্‌দের সমালোচনা করাতো দুরের কথা ১, নিশ্নশ্রেণীর একটি 
লোকেরও হিসাব গ্রহণের এবং তার ভুল-ক্রটিগুলো ধরিয়ে দেবার সাহস রাখে 
না। 
ইমাম গাষালী রে)-এর যুগে একজন ‘আলিমের জগত ফিক “হের ছোটখাটো 
ও খুঁটিনাটি ইখতিলাফী মসলা-মাসাইলের ভেতরই সীমাবদ্ধ ছিল। আলোচনা- 
সমালোচনা ও তর্ক-বিতর্কের মজলিস বসত ঘরে ঘরে, দেশের-আনাচে-কানাচে। 
বাদশাহ্‌দের দরবারগুলোর রওনকও ছিল এই সব মাযহাবী ও ফিক 
বাহাছ-মুবাহাছা ও বিতর্কমূলক অনুষ্ঠান। এ ব্যাপারে “উলামা ও ছাত্রদের মগ্নতা ও 
বাড়াবাড়ি এতটা বেড়ে গিয়েছিল যে, অন্যান্য সব জ্ঞান-বিজ্ঞান, পেশা ও দীনী 
খেদমতের বিভিন্ন বিভাগ উপেক্ষিত হ'তে চলেছিল। এর সীমা এত দূর বিস্তৃত 
হয়েছিল যে, ইসলাহে নফ্স তথা আত্মার সংস্কার, চারিত্রিক শালীনতা ও 
পারলৌকিক সৌভাগ্য যেই ইল্ষ ও প্রয়াসের ওপর নির্ভরশীল (১.--9) তা থেকে 
সবার মনোযোগ সরে থিয়েছিল। ইমাম গাযালী (র) এই অবস্থা সম্পর্কে 
“যদি কোন ফকীহ্‌কে সে সব বিষয়ের (সবর, শোক্র, আশা ও ভয় অথবা 
হিংসা, বিদ্বেষ, ঈর্ষা, অকৃতজ্ঞতা, প্রতারণা, ধোকা ইত্যাদির) কোন একটি 
সম্পর্কে অথবা ইখলাস, তাওয়াক্কুল ও রিয়া থেকে বেঁচে থাকবার পন্থা সম্পর্কে 


১. ইহ্‌ 'য়া উিলুমুদ্দীন, ওয় খণ্ড, ৩১২ পৃ.। 


ইমাম গাযালী (র) ১৬১ 


জিজ্ঞাসা করা হয় যা জানা তার জন্য ফরযে ‘আইন এবং এর প্রতি এতটুকু 
গাফিলতি প্রদর্শনের ভেতর আখিরাত বরবাদ হবার বিপদাশংকা বিদ্যমান, 
তাহলে তিনি জবাব দিতে পারবেন না। আর যদি (ক) লি‘আন, খে) জিহার 
সবক ও (গ) রমী সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হয় তাহলে তিনি এর জবাবে 
এমন সব সুক্ম্মাতিসূক্ম ও খুঁটিনাটি বিষয়ের অবতারণা করবেন, বহুকাল ধরে 
যার কোন আবশ্যকতা ‘দেখা দেয় নি এবং কখনো যদি দেখাও দেয় তাহলে 
শহরে এ সম্পর্কে ফতওয়া দেবার মত লোকের কোন অভাব নেই'। অথচ দেখা 
যাচ্ছে, এই সব ‘আলিম দিনরাত শুধু এই জাতীয় খুঁটিনাটি বিষয় নিয়েই মাথা 
ঘামাচ্ছেন এবং মুখস্থ করে এগুলোরই পাঠ দানে ব্যাপৃত রয়েছেন। অপরদিকে 
তারা সেই সব বিষয় থেকে পরাঙমুখ রয়েছেন যা ধর্মীয় দিক দিয়ে তাদের 
জন্য জরত্রী। যদি কখনো তাদেরকে এ বিষয়ে প্রশ্ন করা হয় তাহলে তারা 
বলেন : আমরা এই ল্ম-এর ভেতর মশগুল রয়েছি এজন্য যে, এটা ধর্মীয় 
'ছিল্ম ও ফরযে কিফায়া। তারা তাদের শিক্ষা দান ও শিক্ষা গ্রহণ সম্পর্কে 
নিজেদেরকেও ভুল পথে পরিচালিত করেন এবং অন্যদেরকেও বিভ্রান্ত করেন। 
অথচ বুদ্ধিমান ও সমবাদার মানুষ বেশ ভালভাবেই জানেন যে, যদি তাদের 
উদ্দেশ্য হয় ফরযে কিফায়ার হক আদায় করা এবং স্বীয় যিম্মাদারীর হাত 
থেকে মুক্ত হওয়া, তাহলে তারা সেই ফরষে কিফায়ার ওপর এই ফরঘে 
‘আইনকে অধাধিকার দিতেন। তাছাড়া আরো কিছু কিছু ফরযে কিফায়া আছে 
যেগুলোর ওপরও গুরুত্ব দেওয়া উচিত। উদাহরণস্বরূপ বলা যায়, বহু শহর 
এমন রয়েছে যেখানে কেবল অমুসলিম চিকিৎসক রয়েছেন যাদের সাক্ষ্য 
ফিক'হী বিধানে কবুল করা যায় না । অথচ আমরা দেখতে পাই না যে, কোন 
‘আলিম (এই কমতি ও যরুরত অনুভব করে) চিকিৎসাশান্ত্রের দিকে মনোযোগ 
দিয়েছেন, বরং দেখা যায় এর মুকাবিলায় ছাত্ররা “ইল্মে ফিক্‌ "হ্‌, বিশেষ করে 
বিরোধিতা ও বিতর্কমূলক বিষয়ের ওপরই ঝাঁপিয়ে পড়ছে। প্রকৃতপক্ষে এ 
ধরনের “আলিম দ্বারা শহর ভর্তি যাদের একমাত্র কাজ ফতওয়া প্রদান ও 
মসলা-মাসায়েল বাৎলে দেওয়া । আমার উপলব্ধিতে আসে না, “উলামায়ে দীন 
শুধু এ ধরনের ফরযে কিফায়ার ভেতর মশগুল হওয়াকে কিভাবে সঠিক মনে 
করেন এবং এমন ফরযকে কিভাবে তারা পেছনে ফেলে রাখেন যার প্রতি 
এখনই মনোযোগ দেওয়া জরুরী । এর কারণ কি এই যে, চিকিৎসাশান্ত্রের 
মাধ্যমে ওয়াক্‌ণফ সম্পত্তির মুতাওয়াল্মী, য়াতীমের ধন-সম্পদের তত্ত্বাবধায়ক . 


১, ইহ্‌'য়া উলুমুদ্দীন, পৃ. ১৯। 


সামী সাধক-(১ম)-১১ 


১৬২ সংগ্রামী সাধকদের ইতিহাস 


এবং কাষী বা মুফতী হওয়া খায় না কিংবা সমবয়সীদের ওপর প্রাধান্য অর্জন 
এবং দুশমন ও প্রতিপক্ষের ওপর নেতৃত্ব ও কর্তৃত্ব লাভ করা যায় না! 
অন্য এক স্থানে লিখেছেন £ 
এমন অনেক ফরযে কিফায়া আছে যেগুলোর দিকে দৃষ্টি দেবার কেউ নেই। 
'আলিম-“উলামাদেরও সে দিকে বিন্দুমাত্র জক্ষেপ নেই। বেশি দূর যাবার 
দরকার নেই। চিকিৎসাশান্ত্রের কথাই ধরুন। অধিকাংশ মুসলিম শহরে কোন 
মুসলিম চিকিৎসক নেই, অথচ একমাত্র তাদের সাক্ষ্যই শর'ঈ বিষয়াবলীতে 
নির্ভরযোগ্য । ‘উলামায়ে কিরামের এই পেশার প্রতি এতটুকুও আকর্ষণ নেই । 
অনুরূপভাবে আমূর বি'ল-মা'রূফ ও নাহী 'আনি*ল-মুনকারও ফরযে কিফায়া 
(কিন্তু এটিও পরিত্যক্ত হচ্ছে)।১ 
তিনি এক স্থানে মূর্খতা, অলসতা ও দীন-ধর্ম সম্পর্কে ব্যাপক অজ্ঞতার এবং 
তাবলীগ ও সাধারণ তা‘লীমের অবস্থা বর্ণনা করতে গিয়ে বলেছেনঃ যে ব্যক্তির 
নিজের দীন সম্পর্কে চিন্তা-ভাবনা ও উদ্বেগ আছে সে তাবলীগ ও তা'লীম ছেড়ে 
এমন সব বিষয় নিয়ে, যা কদাচিৎ ঘটে, কখনো ব্যস্ত থাকতে পারে না। ২ 
কেন ইখতিলাফী মসলা-মাসাইল বিগত যুগগুলোতে অত্যধিক গুরুত্ব ও 
জনপ্রিয়তা লাভ করেছে? “উলামায়ে কিরাম কেন একে নিজেদের মেধা ও 
পরিশ্রমের ক্ষেত্র বানিয়ে নিয়েছেন? ইমাম গাষালী (র)-এর মতে এর কিছু 
এঁতিহাসিক কারণ রয়েছে এবং সে সবের ফলে এমনটি হওয়া বিলকুল স্বাভাবিক 
ছিল । তিনি লিখেছেনঃ 
মহানবী (সা)-এর পর তীর স্থলাভিষিক্ত হযরত খুলাফায়ে রাশেদীন (রা) 
নিজেরা স্বয়ং বড় “আলিম, ফকীহ ও ফতওয়া দানের অধিকারী ছিলেন। তাই 
তীদের কদাচিৎ কোন বিশেষ অবস্থায় অন্য কোন জ্ঞানী ও বিজ্ঞ সাহাবা 
(রা)-এর দ্বারস্থ হবার প্রয়োজন হ'ত। ফলে ‘আলিম সাহাবীরা পারলৌকিক 
"ইলম-এর মধ্যেই ডুবে ছিলেন। যদি কখনও কোন ফতওয়া এসে উপস্থিত 
হ'ত তাহলে ভারা এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা অবলম্বনের জন্য নিজেদের 
মধ্যে যোগ্যতর ব্যক্তিকেই অগ্রাধিকার দিতেন এবং নিজেরা সার্বক্ষণিকভাবে 
আল্লাহ্‌র ধ্যানে নিবিষ্ট থাকতেন। যখন সে সব লোকের পালা আসল খীরা 
খিলাফতের হকদার বা যোগ্য ছিলেন না এবং যাদের ভেতর কোন বিষয় 


১. ইহা য়া উলুমুদ্দীন, ৩৮ পৃ.; ২. এ, ৩৭-৩৮। 


ইমাম গাষালী রে) ১৬৩ 


ফয়সালা করার বা ফতওয়া দেবার যোগ্যতা ছিল না তখন থেকেই “উলামায়ে 
কিরামের প্রত্যক্ষ সাহাষ্য-সহযোগিতার প্রয়োজন দেখা দেয়। অযোগ্য 
শাসকরা 'আলিমদের নিজেদের সঙ্গে রাখতে শুরু করে যাতে তাদের থেকে 
ফতওয়া লাভ করা যায়। তাবি'্ঈ' আলিমদের ভেতর তখনও এমন লোক 
জীবিত ছিলেন ধারা প্রাচীন ভাবধারার অনুসারী ছিলেন এবং খাঁদের ভেতর 
দীনের হাকীকত ও প্রাচীন বুযুর্ণদের শান জাগরূক ছিল। যখন তীদেরকে ডাকা 
হস্ত তখন তারা শাসকদের এড়িয়ে চলতেন এবং তাদের দিক থেকে মুখ 
ফিরিয়ে নিতেন। তাই খলীফারাই বাধ্য হয়ে (বনী উমায়্যা ও বনী “আব্বাস) 
তাদেরকে খুঁজে বের করতেন। সে যুগের মানুষ যখন “উলামাদের এই শান 
(প্রভাব ও মর্ষাদা) প্রত্যক্ষ করল তখন তারা ধরে নিল যে, ফিক্হ্‌ (ইসলামী 
আইন ও বিধি-বিধান) সম্পর্কিত জ্ঞানই হচ্ছে সম্মান ও পদমর্যাদা লাভের 
সর্বোত্তম মাধ্যম । এর দ্বারা শাসকবর্গের নৈকট্য, ফতওয়া ও বিচার বিভাগীয় 
পদ লাভ করা যায়। ব্যস! তারা সকলেই শুধু ফিক্‌'হশান্ত্রের দিকে মনোনিবেশ 
করল এবং উচ্চ পদের লোভে নিজেদের শাসকবর্ণের সামনে পেশ করল । এ 
প্রচেষ্টায় কতক লোক সফল হ'ল, আবার কতক লোক কিছুই পেল না। যারা 
কিছুই পেল না তারা তো ইহলোক-পরলোকে ক্ষতিগ্রস্ত হ'ল । আর যারা কিছু 
পেল, সন্মান প্রার্থী হবার কারণে তারাও হীন হ’ল । ফল দীড়াল এই যে, যে 
‘উলামা’ ছিলেন সকলের কাঙ্ক্ষিত, মুখাপেক্ষীহীনতার কারণে ছিলেন সম্মানিত 
ও শ্রদ্ধেয়, দুনিয়াদারদের দিকে লক্ষ্য ও মনোযোগ দেবার কারণে হয়ে গেলেন 
হেয় ও লাঞ্থিত। অবশ্য এই সামগ্রিক অবস্থার মধ্যেও প্রতিটি যুগেই আল্লাহ্র 
কিছু সংখ্যক বান্দার মধ্যে এ ক্ষেত্রে ব্যতিক্রম লক্ষ্য করা গেছে। 

সেই সমস্ত যুগে সর্বাধিক গুরুত্ব ও মনোযোগ ছিল ইসলামী বিধি-বিধান ও 
ফতওয়ার দিকে । অবশ্য রাষ্ট্রীয়, সামাজিক ব্যবস্থাপনা ও মামলা-মোকদ্দমার 
ক্ষেত্রে এর প্রয়োজনও ছিল। অতঃপর ইসলামী উসুল ও ‘আকীদার প্রতিও 
কোন কোন শাসকের আকর্ষণ সৃষ্টি হয়। তাদের আগ্রহ জন্মে প্রতিটি পক্ষের 
দলীল-প্রমাণ ও পারস্পরিক আলোচনা শুনবার এবং তাদের বাহাছ-মুবাহাছার 
দৃশ্য দেখবার । মানুষ যখন শাসকদের এই রুচি ও স্বাদের ব্যাপারটা জানতে 
পারল তখন তারা “ইলমে কালামের প্রতিও ঝুঁকে পড়ল । গ্রন্থকাররা এ 
বিষয়ের ওপর ভূরি ভুরি কিতাব লিখলেন এবং পারস্পরিক বিতর্ক 
প্রতিযোগিতার মূলনীতি ও নিয়ম-কানুন প্রণয়ন করলেন, জন্ম দিলেন তারা 
যুক্তি-প্রমাণ রদকারী এবং প্রতিপক্ষের ওপর সমালোচনা বাণ নিক্ষেপকারী 


১৬৪ সং্মামী সাধকদের ইতিহাস 


একটি শাস্ত্রের । তাদের ভাষায়, এর দ্বারা তাদের লক্ষ্য ও উদ্দেশ্য ছিল, কর্মের 
অনুকূলে প্রতিরোধ সৃষ্টি, সুন্নাহ্‌র সাহায্য ও সমর্থন এবং বিদ'আতের 
বিরোধিতা ও খুলোৎপাটন । তাদের এ বক্তব্য তাদের পূর্বসূরীদের বক্তব্যেই 
অনুরূপ । পূর্বসূরীরা বলত, ফতওয়ার ক্ষেত্রে তাদের লিপ্ত হওয়ার উদ্দেশ্য 
কেবল দীন ও খাল্কে"র খিদমত তথা ধর্ম ও সৃষ্টির সেবা ও কল্যাণ সাধন। 
অতঃপর দেখা গেল, কোন কোন শাসক “ইল্মে কালাম ও বিতর্ক অনুষ্ঠান 
পসন্দ করছেন না । তাদের মতে এর দ্বারা পক্ষপাতিত্ব, ঝগড়া-বিবাদ এবং 
কোন কোন সময় রক্তারক্তির ন্যায় অনেক অনাসৃষ্টি কাণ্ড ঘটে যায়। অবশ্য 
ফিক্‌'হী আলোচনা ও বিতর্কের প্রতি এ সব শাসকের অন্তরের টান ছিল, 
বিশেষ করে একটি ব্যাপারে তাদের আগ্রহের মাত্রা বেশী ছিল যে, ইমাম আবু 
হানীফা বে) ও ইমাম শাফি'ঈ রে)-এর মযহাবই অধিকতর সঠিক । এতদুষ্টে 
মানুষ কালাম ও “আকাইদশান্ত্রের মাধ্যমে ইখতিলাফী মসলা-মাসাইল, বিশেষ 
করে ইমাম আৰু হানীফা (র) ও ইমাম শাফিঈ (র)-এর মতভেদমূলক 
বিষয়গুলোকে আলাপ-আলোচনার বিষয়ে পরিণত করল এবং ইমাম মালিক 
(র), ইমাম সুফিয়ান ছওরী ও ইমাম আহমদ রে) প্রমুখের মযহাব ও 
মতভেদণডলোকে উপেক্ষা করল এজন্য যে, এঁদের মতানৈক্যগ্তলোর প্রতি 
শাসকবর্গের কোন আকর্ষণ নেই। তাদের বক্তব্য ছিল, তাদের ভাষায় এ 
বিভিন্ন কার্যকারণ বর্ণনা এবং ফতওয়ার মূলনীতি প্রণয়ন ও সংকলন্‌ । এ 
বিষয়ে তারা প্রচুর বই-পুস্তক লেখেন, মসলা-মাসাইল খুঁজে বের করেন এবং 
তর্কশান্ত্র ও পুস্তক প্রণয়নের ক্ষেত্রে উন্নতি সাধন করেন । এই ধারা এখনো 
অব্যাহত আছে। সংক্ষেপে বলতে গেলে, মতবাদমুলক মসলা-মাসাইল ও 
পারস্পরিক বিতর্ক অনুষ্ঠানের প্রতি “আলিমদের আকর্ষণ এবং এর প্রতি 
নিমগ্নতার কারণ তাই ছিল যার বর্ণনা আমরা এই মাত্র দিলাম । যদি 
দুনিয়াবাসী ও ক্ষমতাসীন ব্যক্তিবর্গ (ইমাম আবু হানীফা ও ইমাম শাফি'ঈ 
ভিন্ন) অন্য কোন ইমাম অথবা ছইখতিলাফী মসলা-মাসাইল ও বিতর্ক অনুষ্ঠান 
ভিন্ন) অন্য কোন বিদ্যার প্রতি আকর্ষণ বোধ করে তা হলে আমার বিশ্বাস 
'আলিমরাও সেদিকে ঝুঁকে পড়বে এবং পড়ার কারণ হিসাবে বলবে যে, 
ভাদ্র উদ্দেশ্য ইলমে দীন ও আল্লাহ্‌র নৈকট্য লাভ ব্যতিরেকে জন্য কিছু 
নয়। 


১. ইহ'য়া 'উলুমুদ্দীন, ৩৮ পৃ. । 


ইমাম গাষালী রে) ১৬৫ 


অতঃপর ইমাম গাখালী (র) বিস্তারিতভাবে তর্ক-বিতর্ক ও আলোচনা- 
সমালোচনার নৈতিক ও আধ্যাত্মিক ক্ষয়ক্ষতির দিকগুলো বর্ণনা করেন। তিনি দীর্ঘ 
দিন এই ক্ষেত্রে একজন কৃতবিদ্য পুরুষ ছিলেন। তীর বর্ণনা চাক্ষুষ সাক্ষ্যের 
মর্যাদা রাখে এবং তা ছিল প্রত্যক্ষ জ্ঞান ও ব্যক্তিগত অভিজ্ঞতার ওপর প্রতিষ্ঠিত ।১ 

অবশ্য এ ব্যাপারে একটি বড় ভ্রম পরিলক্ষিত হ'ত এবং তা ছিল শব্দ- 
সম্পকিতি। ইমাম গাযালী রে)-এর যুগের প্রচলিত জ্ঞান- সেগুলোর বিকৃত রূপ ও 
কাঠামোর জন্য যে সব শব্দ শিরোনামের কাজ দিত সেগুলো ছিল এঁ সব প্রাচীন 
বুযুৰ্গদের জীবন-চরিতে ব্যাপকভাবে প্রচলিত। দৃষ্টাত্তস্বরূপ, ইখতিলাফী মসলা- 
মাসাইল ও ফিক্‌'হের ক্ষেত্রে কদাচিৎ ঘটে এমন সব খুঁটিনাটি ও সুস্মাতিসূক্ষ্ম 
বিষয়ের জন্য বিনা দ্বিধায় “ফিক্‌'হ” শব্দের ব্যবহার চলত আর সব ধরনের জ্ঞান 
সম্পর্কিত কায়কারবার এবং শরীয়তসম্মত ও শরীয়তবিরোধী ‘ইল্‌মের জন্য 
ঢালাওভাবে ব্যবহৃত হত “ইল্ম শব্দটি । “ইল্মে কালাম ও দার্শনিকসুলত 
আলোচনাকে “তাওহীদ” নামে অভিহিত করা হ'ত । আগা-মাথাহীন ভাসা ভাসা 
কথার ফুলঝুরি ছড়ানো বর্ণনাকে “তায 'কীর” আখ্যা দেওয়া হ'ত। সব ধরনের 
ঠিকানা-পরিচয়হীন গেঁচালো রচনাভঙ্গিকে বলা হত “হিকমত” । অতঃপর এঁ সব 
স্বনির্মিত কার্যকলাপ ও কাজকারবারের ওপর সেই সব ফবীলতের ছাপ মারা হ'ত 
যা কুরআন ও হাদীছে এ সব শব্দ সম্পর্কে বর্ণিত হয়েছে। উদাহরণত, ফিক "হৃ-এর 
এই বিকৃত রূপ ও কাঠামোর (কেবল মতভেদ ও খুঁটিনাটি বিষয়গুলোর জন্য) 
পা রান এবং হাদীছ ১১::১, 


নীলা 7 52501550555 পর খোশ খবর, মূৰ্খ 
জাহিল ও আল্লাহভীতিহীন ওয়াইজ ও বক্তাদের সাধারণ ওয়া‘জ-নসীহতের 
ফযীলত বর্ণনায় 8: ০১1০1 "২3% এবং সংশ্লিষ্ট অন্যান্য আয়াত কারীমা ও 
হাদীছে রাসূল (সা) উদ্ধৃত করা হ'ত। ইমাম গাযালী রে) এই বিভ্রান্তির পর্দা 
উন্মোচন করেন এবং বিস্তারিতভাবে বলেন যে, এই শব্দসমষ্টি তার আসল 
হাকীকত খুইয়েছে এবং তা প্রকৃত অর্থ ও মর্ম থেকে অনেক দূরে সরে পড়েছে। 
ইসলামের প্রথম যুগে এ সবের যে অর্থ ও মর্ম ছিল তার সাথে 'আলিমদের বর্ণিত 
অর্থ ও মর্সের কোন সম্পর্ক নেই। 


সুলতান ও শাসন কর্তৃত্ব সমাসীন ব্যক্তিবর্গ 
১. এ, দ্র ইহ্‌ 'য়াউ'ল-‘উলূম, ১ম খণ্ড, ৪০-৪৩ পৃ. 


১৬৬ সংগ্রামী সাধকদের ইতিহাস 


দ্বিতীয় যে কারণটি ইমাম গাযালী রে) -এর মতে এই পৃথিবীব্যাপী 
- ফিতনা-ফাসাদ, নৈতিক ও চারিত্রিক অধঃপতন এবং ধর্মীয় অধঃগতির যিম্মাদার 
ছিল তা হচ্ছে সরকারী কর্মচারী, সুলতান ও তীর আমীর-উমারার কার্যকলাপ । 
ইমাম গাযালী রে)-এর দু'শ" বছর আগে হযরত ‘আবদুল্লাহ্‌ ইবন মুবারক রে) 
উল্লিখিত দু'টি শ্ৰেণী (আলিম-“উলামা তথা পণ্ডিতমগ্ডলী ও শাসকবর্গ)-কেই 
ধর্মের বিকৃতি সাধনকারী হিসাবে অভিহিত করেছিলেন। 
১ (2৯৩৩ eg ০০ এ৬%। 2] ০3৭এ। ৯০০৪ 4৯৩ 
ইমাম গাযালী (র) এমন একটি যুগে উল্লিখিত দু'টি শ্রেণীকে পরিপূর্ণ সাহসের 
সঙ্গে স্বাধীনভাবে সমালোচনার লক্ষ্যবস্তুতে পরিণত করেন যখন বাদশাহ ছিলেন 
একচ্ছত্র কর্তৃত্বের অধিকারী এবং সব ধরনের আইন-কানুন ও বিধি-নিষেধের 
উর্ধ্বে । তখন বাদশাহর প্রতি সমালোচনা বাণ নিক্ষেপ করা ছিল মৃত্যুকে সাদর 
হাতছানি দেবারই নামান্তর ৷ তীর যুগে বাদশাহের উপহার, দান ও পেশকৃত 
লোভনীয় প্রস্তাব কবুল করাই ছিল সাধারণ রেওয়াজ । ইমাম গাযালী (র) বাদশাহ 
ও শাসকবর্গের ধন-সম্পদকে নাজায়েয ও হারাম বলে ঘোষণা করেন। এক স্থানে 
তিনি লিখেছেন : 
এ| (০৬৪ Masi! এ JI ০০০০] ১১৪ A 1৯ ৩৮৮১৮০ন। Slat cL 
+ ১3১০ 
বাদশাহদের ধন-সম্পদ এ যুগে সাধারণভাবে হারাম । হালাল ধন-সম্পদ 
তাদের নিকট হয়ই না আর হলেও পরিমাণে খুব কম । 
তিনি অন্যত্র লিখেছেন : 
4১৮৯৪ ¥ Sy - AS! 51615 01১৯ 0০০ ৬৪ bd ৭1৬০ ০ 
০৮4০] এক ৪৪ (6:০০ 542 ০০৪৩ ক ১৪৯৩ 23 Lolly ৮015 lial ৬৯ 
FEU OLS এ 36511 ৩০ 61৩০ ৬৯৬৮5 বলি | SS MY 
13115 ৮১২4৪ delays SSO ISU ৪ 6০841 ১৪৯৯ ৩৩১৬ 
50119 1১44০1০০৩৩৫ le ৮৩১ 01৮৯1 ০০ কক) সিন 
+ ৯১৫০০ has ১৫০০ 81287181811 ০3৬৮৪ 
সুলতান তথা শাসকদের ধন-সম্পদ আমাদের যুগে হয় সবটাই হারাম নতুবা 
এর বৃহত্তম অংশ । আর এর মধ্যে আশ্চর্যের কিছু নেই। কেননা তাদের হালাল 
মাল বলতে যাকাত, যুদ্ধলন্ধ সম্পদ (মালে গনীমত) অথবা বিনা যুদ্ধে লব্ধ 
অম্পদই বোঝাত, অথচ আজ কোথাও এর অস্তিত্ব নেই। এসবের কিছুই 
বাদশাহ্‌ পৰ্যন্ত পৌছে না। এখন বাকি থাকল শুধু জিয্য়া। আর জিঘ্য়ার অবস্থা 


ইমাম গাযালী (র) ১৬৭ 


এই যে, তা নানান অত্যাচার ও নির্যাতনের মাধ্যম আদায় করা হয় যা আদৌ 

জায়েয নয়। সরকারী কর্মচারীরা শরীয়তের নির্ধারিত সীমা লংঘন করে থাকে। 

মালের পরিমাণের ক্ষেত্রে যেমন শরীয়তের বিধান মেনে চলা হয় না, তেমনি 
মিন্মী, যাদের থেকে জিযয়া উসূল করা হয়, তাদের ক্ষেত্রেও শর'ঈ বিধানের 
তোয়াক্কা করা হয় না। মুসলমানদের ওপর নির্ধারিত রাজস্বও 
যবরদস্তিমূুলকভাবে আদায় করা হয়। 

ইমাম গাযালী রে) আরও এক ধাপ এগিয়ে গিয়ে লিখেছেন : 

“যুগের সুলতান থেকে সেই অর্থ কবুল করাটাও সমীচীন নয়, যে অর্থ সম্পর্কে 
এই ধারণাই বেশী যে, তা সন্দেহযুক্ত ও জায়েয নয়। কেননা এর মধ্যে বহু ধ্ীয় 
বিপর্যয় (লুকিয়ে) রয়েছে।” অবশ্য এক্ষেত্রে অতীত যুগের দৃষ্টান্ত পেশ করা হয় 
এবং বলা হয় বে, প্রাচীন বুযুর্গদের মধ্য থেকে কোন কোন “আলিম ও সালিহ 
(জ্ঞানী, সৎ ও সত্যনিষ্ঠ) ব্যক্তি স্বীয় যুগের খলীফা ও সুলতানের পেত 
উপহার-উপৌকনের প্রস্তাব কোন কোন সময় কবুল করেছেন। তাই ইমাম 
গাযালী এ যুগ ও সে যুগের রাজা-বাদশাহ ও সুলতানদের অবস্থার পার্থক্য 
নিম্নভাবে বর্ণনা করেছেন : 

প্রথম যুগের জালিম সুলতানদের অন্তরে খুলাফায়ে রাশেদীনের খিলাফত 

যুগের নৈকট্যের কারণে জুলুম ও নির্যাতনমূলক আচরণের কিছুটা অনুভূতি 

ছিল। উপরন্তু তারা সাহাবায়ে কিরাম ও তাবি“ঈদের অন্তর জয় ও নিজেদের 
দিকে তদের দৃষ্টি আকৃষ্ট করবার চেষ্টা করত এবং এমন ধরনের, ব্যবহার 

করত যাতে তীরা কোন না কোনভাবে তাদের উপহার-উপটৌকন ও 

পুরষ্কারাদি গ্রহণ করেন। তারা তাদের নিকট এসব অর্থ ও নবরানা না 

চাইতেই এবং তাদের শান ও মর্যাদার ওপর কোনরূপ কটাক্ষ না করেই 
পাঠাত। শুধু তাই নয়, ভারা তাদের প্রদত্ত উপহারাদি গ্রহণ করার কারণে 


১৬৮ সংগ্রামী সাধকদের ইতিহাস 


>. 


তাই এ সব গ্রহণ ভাদের জন্য অবৈধ ছিল না। অপর দিকে আজকের 
সুলতানগণ সেই সব লোককেই মুক্ত হস্তে দান করেন যাদের সম্পর্কে তাদের 
ধারণা যে, তাদের থেকে যে কোন ব্যাপারে সমর্থন আদায় করা যাবে, তাদের 
পৃষ্ঠপোষকতা পাওয়া যাবে, উপরন্তু তাদের দ্বারা দরবার ও মজলিসের 
রওনকও বৃদ্ধি পাবে। সর্বোপরি তারা সব সময় তাদের জন্য দু'আ করবে, 
প্রশংসা কীর্তন করবে এবং সাক্ষাতে-অসাক্ষাতে তাদের তা'রীফ ও গুণপনা 
বর্ণনায় মেতে থাকবে । অর্থাৎ এই ক্ষেত্রে প্রথম স্তর শাসকদের কাছে নিজেদের 
মর্যাদাকে হেয় করা; দ্বিতীয়, তাদের খেদমতের জন্য আনাগোনা; তৃতীয়, 
তাদের প্রশংসা কীর্তন ও তাদের জন্য দু'আ প্রার্থনা; চতুর্থ, তাদের 
ন্যায়-অন্যায় উদ্দেশ্য হাসিলে সহায়তা করা; পঞ্চম, তাদের ভাড়ামি করা, 
তাদের প্রতি ভালবাসা প্রকাশ এবং প্রতিদ্বন্থীর মুকাবিলায় তাদের 
সাহায্য-সহযোগিতা করা; ষষ্ঠ, তাদের জুলুম ও কুকর্ম ঢেকে রাখা । যদি কোন 
ব্যক্তি এগুলোর কোন একটি করতেও সন্মত না হন তাহলে তিনি ইমাম 
শাফি'ঈ রে)-এর ন্যায় মরতবা ও মর্যাদার অধিকারী হলেও এই সব সুলতান 
তার জন্য একটি পয়সাও ব্যয় করতে রাষী হবে না। এজন্যই বর্তমান যুগে 
এই সব বাদশাহর থেকে কোন ধন-সম্পদ গ্রহণ করা জায়েয হবে না। কেননা 
এর পরণতি তাই হবে যার উল্লেখ ওপরে করা হয়েছে। এখন যদি কেউ এ 
সব সুলতানের অর্থ-সম্পদ সাহসিকতার সংগে কবুল করে এবং নিজের পক্ষে 
সাহাবী ও তাবি'ঈদের নজীর পেশ করে তাহলে আসলে সে ফেরেশতাদেরকে 
একজন কর্মকারের সঙ্গে তুলনা করল। কেননা এই অর্থ সম্পদ কবুল করার 
পর সুলতানদের সঙ্গে তার মেলামেশার এবং পারস্পরিক ঘনিষ্ঠতা ও বন্ধুত্ব 
তাদের (নিয়োজিত) কর্মকর্তা ও শাসনকর্তৃত্থে আসীন কর্মচারীদের সেবা 
করতে হবে এবং তাদের সম্মুখে মস্তকাবনত হয়ে চলতে হবে। অতঃপর 
তাদের প্রশংসা কীর্তন এবং তাদের দরবারে হাষিরা দেওয়া ছাড়া তার কোন 
গত্যন্তর থাকবে না । আর এ সবই পাপ ও অন্যায় । - 

হ্যা, যদি কেউ শাহী অর্থের ভেতর থেকে একটা অংশ কবুল করে যা হালাল 
এবং সে তার হকদার এবং এ অর্থ তার নিকট ঘরে বসে থাকা অবস্থায়ই 
আসে, কোন শাসক কিংবা অনুচরের সন্ধান ও খিদমত এবং এ সব সুলতান ও 
শাসকের প্রশংসা-কীর্তন ও সাক্ষ্য-প্রমাণেরও প্রয়োজনীয়তা দেখা না দেয়, 
তাদেরকে সাহায্য ও সমর্থন দিতে হবে-এমন শর্তাদিও না থাকে, তাহলে 
হয়া’ , হয় খণ্ড, ১২৩ পৃ. । 


ইমাম গাযালী (রে) ১৬৯ 


(মাসআলার দিক দিয়ে) এমন অর্থ গ্রহণ হারাম নয়। তবে অন্যান্য মন্দ, 
সুদূরপ্রসারী পরিণতি ও ফলাফলের দিক চিন্তা করলে তা অবশ্যই মাকরূহ ।৯ 
অন্য এক স্থানে শাসক ও রাজন্যবর্গের সংস্পর্শ থেকে দূরে অবস্থানের 
প্রয়োনজীয়তা এবং তাদের প্রতি কি ধরনের আচরণ করতে হবে সে সম্পর্কে তিনি 
বলেছেন £ 
425 2০3০০15 all ৪৯৩ 5৩০৪ ২৩1০৭ ১৩ pe ০১০ SILC Ul 
১০৯০০ Ni pale S52 33 pA কিল ৩৬45 1০৫৯2 2 91 lah 
০42০৮০01511 9 2316115৯1০০ 
দ্বিতীয় অবস্থা এই যে, মানুষ সেই সব শাসক ও রাজন্যবর্গের সাহচর্য 
এমনভাবে এড়িয়ে চলবে যাতে তাদের সম্মুখেই পড়তে না হয়। এটা অবশ্যই 
কর্তব্য এবং এর ভেতরই নিরাপত্তা নিহিত। মানুষকে তারা জুলুম-নিপীড়ন 
করে বলে তাদের দীর্ঘায়ু যেমন কামনা করা যাবে না, তেমনি তাদের প্রশংসাও 
কীর্তন করা হবে না। তাদের অবস্থার যেমন খোজ-খবর রাখা যাবে না, 
তেমনি করা যাবে না বন্ধু-বান্ধব ও তাদের সভাসদদের সাথে মেলামেশা । 
সেই যুগে যখন অত্যাচারী ও স্বৈরাচারী রাজা-বাদশাহ এবং স্বেচ্ছাচারী উযীর 
ও শাসকবর্গের দয়ার ওপর গোটা কওমের জীবন ও যিন্দেগী ছিল নির্ভরশীল, 
যখন সামান্যতম সন্দেহেও ব্যাপক হত্যাকাণ্ড চালানো হস্ত, সেসময় ইমাম গাযালী 
(র)-এর স্পষ্ট ভাষণ ও সাম্রাজ্যের অর্থনৈতিক ব্যবস্থা ও আয়-ব্যয়ের ওপর 
খোলাখুলি ও প্রকাশ্য সমালোচনা, সুলতান ও শাসকদের দান ও উপহার- 
উপঢৌকন করুল না করার জন্য “আলিমদের উৎসাহ প্রদান (যাকে সরকারের সঙ্গে 
অসহযোগিতা ও অসন্তোষ প্রকাশ অথবা সম্পর্কহীনতার আলামত বলে গণ্য হ'ত) 
এমন একটি জিহাদ ছিল যা সংবাদপত্র ও বাক-স্বাধীনতার এই যুগেও অনেকটা 
অকল্পনীয় । 
ইমাম গাযালী রে) কেবল লেখা ও গ্রন্থ রচনাকেই যথেষ্ট মনে করেন নি, বরং 
যখনই সে যুগের বাদশাহর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়েছেন অমনি তার 
জনাকীর্ণ দরবারেও হক-কথা সমুচ্চ কণ্ঠে উচ্চারণ করতে দ্বিধা করেননি । মালিক 
শাহ সলজুকী তনয় সুলতান সঞ্জর গোটা খোরাসানের শাসনকর্তা ছিলেন। ইমাম 
গাযালী (র) একবার এক সাক্ষাতে তাকে সম্বোধন করে বলেন ৪ 


১. মকতৃবাতে ইমাম গাযালী, পৃ. ১৯। 


১৭০ আল্লাহ্র পথের সংগ্রামী সাধকদের 


দুঃখ হয় যে, মুসলমানদের গর্দান বিপদ-সুসীবত ও দুঃখ-কষ্টের ভারে ভেঙে 

ভারে ।১ 

তিনি মুহাম্মদ ইবন মালিক শাহকে (যিনি ছিলেন সুলতান সঞ্জরের জ্যেষ্ঠ 
ভ্রাতা এবং সে যুগের সর্বাপেক্ষা বড় বাদশাহ) একটি হেদায়াতনামা লিখে পাঠান 
যাতে দেশ ও জনগণের প্রতি তাঁর দায়িত্ব ও কর্তব্যের কথা অত্যন্ত স্পষ্ট ভাষায় 
স্মরণ করিয়ে দেন।৯ 

প্রাচ্যের সাগ্রাজ্যগুলোতে যেহেতু রাষ্ট্রের আইন-শৃংখলা ও সার্বিক ব্যবস্থাপনা 
উীরদের হাতেই ন্যস্ত থাকত এবং যেহেতু তারাই হুকুমতের যাবতীয় ভাল-মন্দের 
ব্যবস্থাপক ও যিন্মাদার হতেন, তাই তাদেরই সজাগ দৃষ্টি আকর্ষণের মাধ্যমে 
দেশের সংস্কার হতে পারত। ইমাম গাযালী (র) এই বাস্তবতা সম্পর্কে পুরাপুরি 
ওয়াকিফহাল ছিলেন। তাই তিনি সলজ্কী সুলতানদের তুলনায় অধিকতর 
মনোযোগ দেন তাদের উষীরদের প্রতি । তাদের কাছে তিনি বিস্তারিত চিঠি ও 
হেদায়াতনামা লিখে পাঠান এবং অত্যন্ত সাহসিকতার সঙ্গে ও পরিষ্কার ভাবায় 
হুকুমতের অব্যবস্থাপনা ও বিশৃংখলাপুর্ণ অবস্থা, অধিকার লঙ্ঘল ও শাসকদের 
অপচয়ের প্রতি তাদের দৃষ্টি আকর্ষণ করেন এবং তীদের অন্তরে খোদা-ভীতির 
উন্মেষ ঘটিয়ে তাদের অতীত উষযীর ও সরকারী ক্ষমতাধিপতিদের পরিণতির কথা 
স্মরণ করিয়ে সংশোধনের চেষ্টা করেন। তীর এসব চিঠিপত্র ছিল ব্যক্তিগত 
সাহসকিতা এবং নির্বিঘ্নে সত্য প্রকাশের সর্বোত্তম নমুনা। 


মুসলমানদের অন্যান্য শ্রেণী . 
“উলামা শ্রেণী, সুলতান ও শাসকশ্ৰেণী ছাড়াও তিনি সাধারণ মানব শ্রেণীর 
আচার-আচরণেরও পর্যালোচনা করেছেন। তাতে যে পরিমাণ ধর্মহীনতা, 
বিদ'আত, গর্হিত উপাদান, প্রতারণা ও আত্মপ্রবঞ্চনা প্রবেশ করেছে তিনি সে 
সবের সমালোচনা করেছেন। “ইহ'য়াউ*ল-“উলুম” পাঠে পরিফার বোঝা যায় যে 
তিনি জ্ঞান জগতে গভীর মগ্ন এবং “আলিমসুলভ জীবন যাপন করা সত্বেও সেই 
যুগের সমাজ ও সাধারণ জনজীবন সম্পর্কে তাঁর অধ্যয়ন ছিল অত্যন্ত গভীর ও 
ব্যাপক ৷ তিনি মুসলমানদের সাধারণ জীবন এবং মুসলিম উন্মার বিভিন্ন শ্রেণী, 


১. এই হেদায়াতনামাটি ছিল একটি পুক্তিকাকারে লিখিত । নাম “নসীহ শভু'ল-মুলুক” (বাদৃশাহগণে 
বি নস পাহ মাতৃত আন বিধ সুতিকটিও বারী ভাষাঃ 
Lt [| 


ইমাম গাযালী (র) ১৭১ 


তাদের নানাবিধ রোগ-ব্যাধি ও দুর্বলতা যেভাবে চিহ্নিত করেছেন তা থেকে 
অনায়াসে তীর পর্যবেক্ষণ শক্তি ও দুরদৃষ্টির পরিমাপ করা যায় । তিনি একটি পৃথক 
অধ্যায়ে সে সব গর্হিত কর্মের ফিরিস্তি বর্ণনা করেছেন যার অনুপ্রবেশ ঘটেছে 
সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের আচার-আচরণ, অথচ এসব কাজ যে শরীয়ত 
ও নৈতিকতাবিরোধী তা মানুষ অনুভব করতে পারছে না। এই অধ্যায় তিনি গোটা 
নাগরিক জীবনের ওপর দৃষ্টি নিক্ষেপণ করেছেন এবং তাতে সংঘটিত যাবতীয় 
গর্হিত কর্মের ওপর বিস্তারিত বর্ণনা দিয়েছেন। মসজিদ থেকে শুরু করে বাজার, 
সড়ক, হাম্মামখানা, ওয়া“জ মাহফিল পর্যন্ত যেখানে যা ঘটেছে তার একটি 
পরিসংখ্যান তিনি এতে তুলে ধরেছেন।* | 

তিনি ইহ 'য়াউল-“উলু'ম-এর একটি পৃথক অধ্যায় (১5১41 5 2:5) সেই সব 
লোকের বর্ণনা দিয়েছেন যারা বিভিন্ন রকমের প্রতারণা ও আত্মপ্রবঞ্চনায় লিপ্ত 
রয়েছে। এই সূত্রে তিনি প্রতিটি শ্রেণীর পঁতারিত ব্যক্তিবর্গ এবং তাদের ভ্রান্ত 
উপলব্ধি ও আত্ম-প্রবঞ্চনার দিকটিও তুলে ধরেছেন এবং তাদের এমন কতক 
মানসিক ব্যাধি ও বৈশিষ্ট্যের আলোচনা করেছেন যা কেবল একজন সৃশ্মদর্শী 
সংস্কারক ও একজন অভিজ্ঞ মনস্তভ্ববিদের চোখেই ধরা পড়তে পারে। এই 
অধ্যায়ে তিনি ‘উলামা, ‘ইবাদত-গুযার ‘আবিদ, যাহিদ, আমীর-উমারা, সূফী- 
দরবেশ সবারই পর্যালোচনা করেছেন এবং তাদের বিশেষ বিশেষ রোগ-ব্যাধি ও 
ভারসাম্যহীনতার পর্দা উন্মোচন করেছেন। এ থেকে তাঁর তীক্ণু মেধা, সূক্মদর্শিতা 
ও বাস্তবতাবোধের পরিচয় পাওয়া খায়। 

তীর যুগের "উলামায়ে কিরাম “ইল্ম চর্চার যেমন ফিক 'হ্‌-এর খুঁটিনাটি 
মসলা-মাসায়েল ও বিতর্কিত বিবয়দি, ইল্‌মে কালাম সম্পর্কিত আলাপ-আলোচনা 
ও তর্ক-বিতর্ক, ওয়া“জ-নসীহত, যিক্র-আষকার, ইল্ম-ই হাদীছ ও ত' 
নাহ্‌ও, অভিধান, কাব্য ও ব্যাকরণের বিশ্লেষণ, সৃফী-দরবেশের বাণীসমষ্টি ও 
অবস্থাদি হুবহু মুখস্থ রাখা প্রভৃতি ক্ষেত্রে যে সীমা লঙ্ঘন করেছিলেন তার যথাযথ 
বিশ্লেষণ করে বাস্তব অবস্থা সর্বসমক্ষে তুলে ধরেছেন। অবশেষে এক্ষেত্রে নিজের 
যে অভিজ্ঞতা বর্ণনা করেছেন তা হ'ল পার্থিব জ্ঞান-বিজ্ঞানে- যেমন, চিকিৎসা- 
বিজ্ঞান, অংক শান্ত এবং শিল্প বিজ্ঞানে এতটা খোশ-কল্পনা ও আত্ম-প্রবঞ্চনা নেই 
যতটা আছে ‘ইলমে শরীয়তে । আর তা এজন্য যে, কারোরই এ ধারণা নেই যে, 
পার্থিব জ্ঞান-বিজ্ঞান নিজেই মাগফিরাতের মাধ্যম হতে পারে। কিন্তু ইলমে 
সুছহ্ল ন্ভলুুদীন, দ্র, ২য় খণ্ড, ২৯৪-৯৯ পৃ. । 


২. এ, ওয় খণ্ড, পৃ. ৩৪৩ । 


১৭২ সংগ্রামী সাধকদের ইতিহাস 


শরীয়তের ক্ষেত্রে ব্যাপারটা ঠিক উল্টো । কেননা উদ্দেশ্য ও ফলাফলের দিকে না 
তাকিয়ে স্বয়ং ইলমে শরী'য়তকেই মাগফিরাত ও আল্লাহ্র নৈকট্য লাভের মাধ্যম 
মনে করা হয়।২ স্বীয় যুগের ‘আবিদ, যাহিদ ও তাসাউফপন্থীদেরকেও তিনি বেশ 
গভীর দৃষ্টিতে নিরীক্ষণ করেছেন এবং তাদের সুক্ষাতিসুন্ম ক্রুটি-বিচ্যুতি, খোশ- 
উপলব্ধি এবং আত্ম-প্রবঞ্চনার স্বরূপ তুলে ধরেছেন। বহুবিধ জাহিরী “আমল ও 
রসম-রেওয়াজের অভ্যন্তরে লুকিয়ে থাকা তাদের আত্মপৃজা, পদমর্যাদা কামনা 
(1৮ ০৯), লোক-দেখানো সৎকর্ম, বাহ্যিক অনুকরণ ও প্রাণহীন প্রথাগুলোও 
তার চোখে পড়েছে এবং তিনি অত্যন্ত পরিষ্কার ভাষায় তা প্রকাশ করে 
দিয়েছেন। ১ | 
বিস্ত-সম্পদের অধিকারী ধনিকগোষ্ঠীর ওপরও তিনি সমালোচনার কষাঘাত 
হেনেছেন। তাদের অবস্থা বর্ণনা করতে গিয়ে তীর লেখনী অত্যন্ত বাস্তব চিত্র 
অংকন করেছে। এক স্থানে তিনি বলেছেন : 
করতে বেশ আগ্রহী । তারা বারবার হজ্জ পালন করে। কখনও এমন হয় যে, 
তারা তাদের প্রতিবেশীদের ভূখা-নাঙ্গা রেখে হজ্জ করতে যায়। হযরত 
‘আবদুল্লাহ্‌ ইবন মাস‘উদ (রা) ঠিকই বলেছেন, “শেষ যুগে নিষ্প্রয়োজনে হজ্জ 
গমনকারীদের সংখ্যাই বেশী হবে। টাকা-পয়সার কমতি না থাকায় সফর করা 
তাদের কাছে খুব সহজ মনে হবে। কিন্তু তারা হজ্জ থেকে ফিরে আসবে 
বঞ্চিত ও নিঃস্ব অবস্থায়! তারা স্বয়ং বালি ও কংকরময় যমীনের মাঝ দিয়ে 
নির্বিঘ্নে সফর করবে, অথচ তাদের প্রতিবেশী তাদের পাশেই থাকবে 
বালা-মুসীবতে গ্রেফতার হয়ে । কেউ তাকে শোকে সান্ত্বনা দেবে না এবং তার 
সঙ্গে ভাল ব্যবহারও করবে না।” 
বলল ৪ আমি হজ্জ করতে ইচ্ছা করেছি। আপনার কোন কাজ আছে ? তিনি 
বললেন ঃ তুমি ব্যয় নির্বাহের জন্য কি রেখেছ ? লোকটি বলল ঃ দু'হাজার 
দিরহাম। বাশার বললেন ঃ হজ্জ করবার পেছনে তোমার উদ্দেশ্য কি! যুহ্‌দ 
প্রকাশ, কাবার প্রতি আগ্রহ, না আল্লাহ্‌র সন্তুষ্টি কামনা ? সে বলল ঃ আল্লাহ্র 
সন্তুষ্টি কামনা । তিনি বললেন ঃ আচ্ছা, আমি যদি তোমাকে এমন কোন 
তদবীর বাতলে দিই যাতে তুমি ঘরে বসেই আল্লাহ্র রেখামন্দী হাসিল করতে 


১. ইহ 'য়াউ’ল-‘উলুমুদ্দীন, ওয় খণ্ড, পৃ. ৩৪৫-৫০। 


ইমাম গাখালী রে) | ১৭৩ 


পার তাহলে কি তুমি তাতে রাখী আছ ? যদি তুমি এ দু'হাজার দির্হাম খরচ 
করে দাও আর নিশ্চিত হও যে, আল্লাহ্‌র রেযামন্দী হাসিল হয়ে গেছে, তাহলে 
কি তুমি তার জন্য তৈরি আছ ? সে বলল ঃ হ্যা, আনন্দের সঙ্গে! তিনি 
বললেন : 

আচ্ছা যাও, এই অর্থ এমন দশজন লোককে দিয়ে এস যারা খাণগ্রস্ত। তারা 
এই অর্থ দিয়ে খণ শোধ করুক, দারিদ্যাবস্থা পরিবর্তন করুক, নিঃস্ব পিতা 
তার সন্তান-সন্ততির জন্য দরকারী সামান সংগ্রহ করুক, য়াতীমের অভিভাবক 
য়াতীমের অন্তর-মানস আনন্দে ভরে তুলুক। আর তোমার মন যদি চায় তাহলে 
একজনকেই সবটা অর্থ দিয়ে এস এজন্য যে, মুসলমানের অন্তর-যনকে খুশী 
করা, উপায়হীন অসহায়কে সাহায্য করা, কারোর বিপদ দূর করা এবং দুর্বলের 
সাহায্য করা এক শত নফল হজ্জ অপেক্ষাও উত্তম। যাও, যেমনটি আমি 
বললাম তেমনটি করে এস ৷ অন্যথায় তুমি তোমার মনের কথাটি আমাকে 
বলে ফেল। সে বলল £ হে শায়খ ! সত্যি কথা এই যে, সফর করবার দিকেই 
আমার ঝৌক বেশী বাশার একথা শোনার পর মুচকি হাসলেন এবং বললেন 
: ধন-সম্পদ যখন পচা ও সন্দেহযুক্ত হয় তখনি প্রবৃত্তি এগুলোর দ্বারা 
কামনা-বাসনা পূরণের তাকীদ দিতে থাকে, অথচ আল্লাহ্‌ তাআলা ওয়াদা 
করেছেন যে, “তিনি কেবল মুত্তাকীদের “আমলই কবুল করবেন” ।১ 
ধনিকদের আর একটি দল তাদের কার্পণ্যের কারণেই ধন-দৌলতের 
হেফাজতের ধান্দায় মশগুল থাকে এবং এমন সব শারীরিক ও দৈহিক 
“ইবাদত-বন্দেগীর প্রতি তারা আকৃষ্ট থাকে যার ভেতর সম্পদ ব্যয়ের কোন 
প্রয়োজন হয় না। যেমন দিনের বেলায় সিয়াম পালন, রাতের বেলা ইবাদত ও 
খতমে কুরআন। তারা প্রতারণা ও প্রবঞ্চনায় লিপ্ত এজন্য যে, ধ্বংসাত্মক 
কার্পণ্যই তাদের অন্তর-রাজ্যের অভিভাবক সেজেছে । এটি দূর করবার জন্য 
অর্থ ব্যয়ের প্রয়োজন, অথচ তারা এমন সব ‘আমলে মশগুল রয়েছে যাতে অর্থ 
ব্যয়ের কোন প্রয়োজনই নেই। এর উদাহরণ হ'ল, এক ব্যক্তির কাপড়ের 
ভেতরে সাপ ঢুকে পড়েছে, যার ফলে তার জীবন বিপন্ন, অথচ সেদিকে তার 
লক্ষ্য নেই; সে সুকানজাবীন২ তৈরীতে ব্যস্ত যা খেয়ে তার পিত্ত আরাম পেতে 
পারে। প্রকৃত ব্যাপার এই যে, সাপের দংশনে সে মারা যেতে বসেছে, 


১, ইহ'যাউ'ল-'উলুমুদ্দীন, ৩৫১-৩৫২ পৃ. । 
২. অন্পরসের সঙ্গে মধু বা চিনি সহযোগে প্রস্তুত রুচিকর উপকরণ বিশেষ 


১৭৪ সংগ্রামী সাধকদের ইতিহাস 


এমতাবস্থায় সুকানজাবীনের তার কোন দরকারই নেই। সূফী বাশার হাফীকে 
কেউ বলেছিল, “অমুক ধনী ব্যক্তি খুব বেশী বেশী রোযা রাখে এবং নামায 
পড়ে ।” তিনি বললেন $ বেচারা নিজের কাজ ছেড়ে অন্যের কাজ নিয়ে ব্যস্ত 
তার পক্ষে এটাই সমীচীন ছিল যে, সে ক্ষুধার্তকে অন্ন দান করবে, নিঃস্ব 
মিস্কীনের জন্য ব্যয় করবে। বেশি বেশি (নফল) নামায পড়ার চেয়ে সেটাই 
হিল উত্তম। তা না করে সে একদিকে দুনিয়ার সম্পদ লুষ্ঠনে ব্যস্ত রয়েছে, 
অন্যদিকে দরিদ্রকে তার প্রাপ্য হক থেকে বঞ্চিত করছে।১ 


সাধারণ লোকের ব্যাধি ও আত্মপ্রতারণার কথা উল্লেখ করে তিনি লিখেছেন £ 


ধনিক ও সাধারণ দরিদ্র শ্রেণীর ভেতর কিছু লোক এমন আছে যারা 
ওয়া'জ-নসীহতের মজলিস ও মাহফিলে যোগদানের ব্যাপারে ধোকায় রয়েছে। 
তাদের বিশ্বাস, কেবল ধর্মীয় মাহফিলে অংশ গ্রহণ করাটাই যথেষ্ট । এটাকে 
তারা রোজকার অভ্যাসে পরিণত করে নিয়েছে। তারা মনে করে যে, ‘আমল 
ও ধর্মীয় উপদেশ অনুসরণ ছাড়াই কেবল ওয়া'জ মাহফিলে শরীক হয়েই 
ছওয়াব অর্জন করা যায়। অথচ ওয়া‘জ-মাহ্‌ফিলের উদ্দেশ্য হ'ল, এ থেকে 
ভাল ও উত্তম কর্মের অনুপ্রেরণা লাভ। যদি এ থেকে ভাল ও উত্তম কর্মের 
অনুপ্রেরণা না পাওয়া যায় তাহলে এতে কোনই কল্যাণ নেই। উৎসাহ ও 
অনুপ্রেরণার প্রয়োজন এজন্য যে, এটা কর্মের শক্তি যোগায় । যদি এটা কর্মের 
শক্তি না যোগায় তাহলে এর মধ্যেও কোন কল্যাণ নেই । কখনো কখনো তারা 
ওয়ায়েজীনের মুখে ওয়া'জ-মাহ্ফিল ও আল্লাহ্‌র দরবারে কান্নাকাটির ফযীলত 
শুনে প্রতারিত হয় এবং মেয়েদের মত অঝোরে কাদতে থাকে । তাদের চক্ষু 
থেকে অবিরাম অশ্রু বর্ধিত হতে থাকে । কিন্তু তাদের মধ্যে সুদৃঢ় ইচ্ছা শক্তি ও 
মনোবল জাগ্রত হয় না। কখনো কখনো তারা ভয়াবহ ও ভীতিকর বর্ণনা 
শোনার পর বুক ফাটা বিলাপ করে বলতে থাকে ঃ ইলাহী, তওবা করছি। হে 
খোদা ! তোমার আশ্রয় ভিক্ষা চাচ্ছি। এসব করেই তারা ভাবে, এতেই বুঝি 
হক আদায় হয়ে গেছে! না, হক আদায় হয়নি, বরং তারা ধোকার মধ্যে 
রয়েছে। তাদের দৃষ্টান্ত হচ্ছে সেই অসুস্থ রোগীর ন্যায় যে কোন চিকিৎসকের 
চিকিতসাকেন্দ্রে গিয়ে বসে থাকে এবং শুধু প্রেসক্রিপশনের (ব্যবস্থাপত্রের) কথা 
শোনে, কিন্তু উষধ খায় না। এই রোগী কখনো আরোগ্য লাভ করতে পারে 
না । যেমন একজন ক্ষুধার্ত মানুষ শুধু সুস্বাদু খাবারের তালিকাসুচী শ্রবণে তার 


১. ইহ বা, তয় খণ্ড, ৩৫২ পৃ. । 


ইমাম গাযালী রে) ১৭৫ 


ক্ষুধা নিবৃত্তি করতে পারে না, ঠিক তেমনি শুধু বিবিধ “আমলের 
ব্যাখ্যা-বিশ্লেষণ ও বিস্তারিত বিবরণ শ্রবণ আল্লাহ্‌র দরবারে কোন কাজে 
আসবে না। যে ওয়া'জ তোমার ভেতর কোন পরিবর্তন আনতে পারে না এবং 
দুনিয়ার প্রতি তোমার অনাসক্তি ও নিম্পৃহতা সৃষ্টি করতে পারে না, সে ওয়া'জ 
তোমার জন্য বিপদ এবং এটা তোমার বিরুদ্ধে একটি দলীল হয়ে দীড়াবে। 
তোমরা যদি মিছাসিছি কেবল ওয়াঁজকেই নাজাতের ওসীলা ও ক্ষমা লাভের 
মাধ্যম মনে কর তাহলে তোমরা বিরাট বিভ্রান্তির মধ্যে রয়েছ।৯ 


একটি সংস্কার ও প্রশিক্ষণমুলক গ্রন্থ 

ইহ 'য়াউ’ল-‘উলুম কেবল একটি সমালোচনামূলক গ্ৰন্থই নয়, তা সংস্কার ও 
প্রশিক্ষণের একটি পূর্ণাঙ্গ ও স্বয়ংসম্পূর্ণ গ্রন্থও বটে । গ্রন্থকার এটাকে এমনভাবে 
রচনা করেছেন, যা একজন সত্য সন্ধানীর জন্য তার নিজের সংস্কার ও প্রশিক্ষণ 
এবং অন্যদের তা'লীম ও তাবলীগের ক্ষেত্রে একাই যথেষ্ট । এটি একটি বিরাট ও 
বিস্তৃত গরস্থাগারের অভাব অনেকটা মেটাতে পারে এবং ধর্মীয় জীবনের কার্যকর 
সংবিধান হিসাবেও ব্যবহৃত হতে পারে। এটাকে 'আকাইদ২ ও ফিকহ, 
তাষকিয়ায়ে নফ্‌স ও চারিত্রিক সভ্যতা ও তাসাওউফ-- এই তিনটি শাখার পূর্ণান্ 
সংকলন বলা যেতে পারে। এই গ্রন্থের উল্লেখযোগ্য ও সুস্পষ্ট গুণ হ'ল এর 
প্রভাব । মাওলানা শিবলী রে)-এর ব্যক্ত এই প্রতিক্রিয়ার সঙ্গে হাযার হাযার 
একমত হবেন যে, “ইহয়াউ'লপ্উলুম”-এর একটি সাধারণ বৈশিষ্ট্য হ'ল, তা 
পাঠকের অন্তর-মানসের ওপর অত্যাশ্চর্য প্রভাব বিস্তার করে। এর প্রতিটি বাক্য 
ছবির মত অন্তরে গেঁথে যার, প্রতিটি কথা যাদুর ন্যায় প্রতিক্রিয়ার সৃষ্টি করে এবং 
প্রতিটি শব্দেরই যেন এক একটি পৃথক কম্পন রয়েছে। এর সবচেয়ে বড় কারণ 
হ'ল, এই গ্রন্থ যে যুগে লেখা হয়েছিল সে যুগে ইমাম নিজেই প্রভাব-প্রতিক্রির়ার 
নেশায় মত্ত ছিলেন 1৩ গ্রন্থকারের এ অবস্থার (যা সেই সফর ও গ্রন্থ প্রণয়নের যুণে 
তার ওপর বিরাজ করছিল এবং যদ্বারা এই গ্রন্থ প্রভাবিত হয়েছে) গ্রভাবেই পাঠক 
কোন কোন মুহুর্তে অনুভব করেন যে, তার অন্তর-মন দুনিয়া থেকে একেবারে 
বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। কোন কোন সময় যুহ্দ ও তাকাশুফ-এর একটি ভীষণ 
প্রতিক্রিয়া এই হয় যে, তখন যেন ভয়-ভীতি ও ত্রাসের একটি দুর্গম প্রান্তর পাড়ি 
দিতে হয়, যা কখনো কখনো স্বাস্থ্য ও কাজকর্মের ওপরও প্রত্যক্ষ প্রতিক্রিয়ার সৃষ্টি 


২ ইমান গ্যযালী হবে ছিলেন এব সে যুগে শাফি'ঈ জোর ছিল 
২. রর ঘি | এর র 
ইমাম গাব ফিক, কুরে তু বনী তত পূ bi 


১৭৬ সংগ্রামী সাধকদের ইতিহাস 


করে। এটা তারই পরিণতি যে, স্বয়ং গ্রন্থকারের ওপর এই গ্রন্থ প্রণয়নের যুগে 
ভীতিকর অবস্থার সৃষ্টি হয়েছিল। এজন্য বহু মাশায়েখ প্রাথমিক দীক্ষা 
গ্রহণকারীদের এই কিতাব অধ্যয়নের পরামর্শ দিতেন না। পরিপূর্ণ ভারসাম্য ও 
সঠিক মধ্যবর্তী অবস্থার সাক্ষাত তো কেবল রসূল আকরাম (সা)-এর সীরাত ও 
হাদীছ সংকলনের অধ্যয়ন এবং কোন পূর্ণাঙ্গ ও পরিপূর্ণ নমুনার সাহচর্য ও 
প্রশিক্ষণ দ্বারাই লাভ করা যেতে পারে। 


ইহ য়াউ’ল-‘“উলুম ও চরিত্র দর্শন 

ইমাম গাযালী রে) একাধারে ছিলেন উচু দরের ফকশীহ্‌, মুজতাহিদ, 
মুতাকাল্লিম, কামিল সুফী, ইসলামী আখলাক ও চরিত্র-দর্শনের নামকরা লেখক, 
সুন্মদর্শী ও সমালোচনামূলক দৃষ্টিভঙ্গির অধিকারী ও মনস্তাত্ত্বিক বিশেষজ্ঞ । 
ইসলামী আখলাক ও চরিত্র-দর্শনের কোন ইতিহাস তার আলোচনা ব্যতিরেকে 
পরিপূর্ণ হতে পারে না।৯ ইহ'য়াউ'ল-‘উলুম উল্লিখিত বিষয়ের ওপর তার একটি 
কৃতিতপূর্ণ অবদান। অন্তরের ব্যাধি ও মানসিক অবস্থার ওপর তিনি যা কিছু 
লিখেছেন তা তীর সুক্ষদৃষ্টি ও সুস্থ চিন্তারই বহিঃগ্রকাশ। এখানে আরও একটি 
নমুনা পেশ করা হচ্ছে। 
মর্যাদা গ্রীতি 

ইহ "যাউল-উলৃম গ্রন্থে ০৩৯ ০4৮1502৬৮৯০ সই] ১৬৫ ০০৪ 
sual all zs 331213০ ৬1৯88 (উচ্চ পদমর্যাদা লাভের প্রতি মানুষ 
স্বভাবতই এত মোহাবিষ্ট যে, কঠোর সাধনা ব্যতিরেকে এ থেকে অন্তরকে মুক্ত ও 
পবিত্র রাখা যায় না) শীর্ষক শিরোনামে ইমাম গাযালী রে) লিখেছেন ৪ 

জানা দরকার যে, যে কারণে স্বর্ণ-রৌপ্য ও ধন-সম্পদ মানুষের নিকট প্রিয়, 

ঠিক সে কারণেই উচ্চ পদ-মর্ধাদাও তার নিকট প্রিয়। এটা জানা কথা যে, স্বর্ণ 

কিংবা রৌপ্য মুদ্রার নিজস্ব কোন আকর্ষণ বা মৌলিকতৃ নেই। এটাকে না 

খাওয়া যায়, আর না পান করা যায়। এটাকে যেমন বিয়ে-শাদী করা যায় না, 

তেমনি পরিধানও করা যায় না। প্রকৃতপক্ষে নিজস্ব সত্তার দিক দিয়ে মুদ্রা 

একটি চাকৃতি ছাড়া কিছু নয়। স্বর্ণ ও রৌপ্য মুদ্রার প্রতি মানুষের আকর্ষণ শুধু 


১. ড. মুহাম্মাদ ইউসুফ মুসা, উত্তায, কায়রো বিশ্ববিদ্যালয়-এর তারীখু'ল-আখলাক ও 
ফানসাফাতু'ল-আখলাক ওয়া সালাতুহা বি*ল-ফালসাফাতু'ল-আফরীকি 'য়্যার লেখক। 


ইমাম গাযালী রে) ১৭৭ 


এজন্য যে, এর দ্বারা কাম্য বন্তুসামগ্রী লাভ করা যায়। অন্য কথায়, এটা মনের 
বাসনা পূরণের একটি হাতিয়ার । ঠিক একই ব্যাপার উচ্চ পদমর্যাদার 
ক্ষেত্রেও। উচ্চ পদমর্যাদা মানুষের অন্তর-রাজ্য জয়ের অপর নাম। যেভাবে 
স্বর্ণ-রৌপ্যের মালিকানা এতখানি শক্তি প্রদান করে যদ্বারা মানুষ তার উদ্দেশ্য 
ও লক্ষ্য হাসিল করতে পারে, ঠিক তেমনি উচ্চ পদমর্যাদা দ্বারা আল্লাহ্‌র 
বান্দাদের অন্তর-মন জয় করে মানুষ তার উদ্দেশ্য ও লক্ষ্য হাসিল করতে 
পারে । এ কারণেই স্বর্ণ-রৌপ্য ও উচ্চ পদ মানুষের এত প্রিয় । 

জনপ্রিয়তার দিক দিয়ে সমতুল্য হওয়া সত্ত্বেও যে কয়েকটি কারণে 
ধন-সম্পদের ওপর উচ্চপদের অগ্রাধিকার রয়েছে, তন্মধ্যে উল্লেখযোগ্য কারণ 
তিনটি ঃ প্রথম কারণ হ'ল, উচ্চপদের সাহায্যে ধন-সম্পদ পর্যন্ত পৌছুনো 
ধন-সম্পদের সাহায্যে উচ্চ পদ পর্যন্ত পৌছুনোর তুলনায় সহজ । এটা তো 
পরিফার কথা যে, একজন “আলিম কিংবা যাহিদ যিনি জনগণের অন্তরে শ্রদ্ধার 
আসনে অধিষ্ঠিত, তিনি যদি সম্পদ লাভ করতে চান তাহলে তার জন্য সেটা 
মোটেই কষ্টসাধ্য নয়। কেননা টাকা-পয়সা ও ধন-দৌলত মানব মনের 
অধীনস্থ হয়ে থাকে । এখন মানব-মন যদি কারো অধীনস্থ হয়ে যায় তাহলে 
মানুষের ধন-সম্পদও তারই অধীনস্থ হয়ে পড়বে, মানুষ তাদের ধন-দৌলতও 
এ ব্যক্তির পায়ের ওপর ঢেলে দেবে। এর বিপরীতে একজন স্বল্প সন্মান ও স্বল্প 
মর্যাদার অধিকারী অথবা নীচ পর্যায়ের ব্যক্তি, যার মধ্যে পরিপূর্ণতার কোন 
গুণই নেই, হঠাৎ যদি কোন ধন-ভাণ্ডারের অধিকারী হয় এবং সে ধন-ভাণ্ডারের 
সাহায্যে উচ্চপদ পর্যন্ত পৌছুতে চায় তাহলে তার পক্ষে তা সম্ভব হবে না। 
কারণ উচ্চপদ বিভ্ত-সম্পদের হাতিয়ার ও মাধ্যম ৷ যে উচ্চপদের অধিকারী-সে 
অতি সহজে বিত্ত-সম্পদেরও মালিক হতে পারে, কিন্তু যে বিস্ত-সম্পদের 
মালিক সে সর্বাবস্থায় উচ্চপদের অধিকারী হতে পারে না। আর এজন্যই 
উচ্চপদ বিত্ত-সম্পদের চেয়েও প্রিয় বস্তু । দ্বিতীয় কারণ এই যে, বিত্ত-সম্পদের 
জন্য সর্বদাই বিপদের আশংকা থাকে, না জানি কখন আবার তা পরীক্ষার 
সন্মুখীন হয়, চুরি অথবা ছিনতাই হয়ে বায়। বাদশাহ্‌ ও অত্যাচারী জালিমরা 
এর প্রতি শ্যেন দৃষ্টিতে তাকিয়ে থাকে। বিত্ত-সম্পদের জন্য মুহাফিজ, 
পাহারাদার ও সুরক্ষিত সিন্দুকের প্রয়োজন। এরপরও তার জন্য হাযারো 
কিসিমের বিপদ রয়ে গেছে। অপরদিকে মানুষের অন্তর যখন কোন ব্যক্তির 
গোলামে পরিণত হয় তখন সে ব্যক্তির কোন বিপদ থাকে না। বস্তুত তখন সে 
নিরাপদ ও সুরক্ষিত ধন-ভাগ্তারে পরিণত হয়। চোর, ডাকাত ও দুষ্কৃতিকারীদের 


স্বামী সাধক-(১ম)-১২ 


১৭৮ সামী সাধকদের ইতিহাস 


অন্যায় হস্তক্ষেপ থেকে সে সুক্ত। মালিকানাধীন বস্তুর মধ্যে সবচেয়ে নিরাপদ 
হচ্ছে জমি ও স্থাবর সম্পত্তি। কিন্তু এর ওপরও ছিনতাই তথা জোরপূর্বক দখল 
ও নিপীড়নমূলক কর্মকাণ্ডের বিপদ রয়ে গেছে। তাই হেফাজত ও পাহারার 
ব্যবস্থা তার জন্য প্রয়োজ্কুন। কিন্তু অন্তরের সম্পদ আপনাআপনি নিরাপদ ও 
সুরক্ষিত, এটা কারো হাতে চুরি কিংবা ছিনতাই হবার ভয় নেই। হ্যা, অন্তরের 
ওপর অল্প-বিস্তর জোর-যবরদস্তি করা যায়, যার প্রতি শ্রদ্ধা-ভক্তি রয়েছে-তার 
সম্পর্কে খারাপ ধারণার সৃষ্টি করা যায়। তবে এমনটি করা সবার জন্য মোটেই 
সহজসাধ্য নয়। £ 

তৃতীয় কারণ এই থে, অন্তরের মালিকানার মধ্যে ক্রমশ পরিবর্ধন হতে 
থাকে । এজন্য কোনরূপ পরিশ্রম ও সহিষ্কুতার প্রয়োজন নেই। বস্তুত যখন 
কেউ কোন ব্যক্তির “ইল্ম কিংবা ‘আমলের কারণে তার ভক্তে কিংবা অনুরক্তে 
পরিণত হয় তখন সে তারংপ্লশংসায় পঞ্চমুখ হয়ে ওঠে । সে অন্যের নিকটও এ 
নিয়ে আলোচনা করে। ফলে নতুন নতুন অন্তর এ ব্যক্তির কাছে বন্দী হতে 
থাকে৷ এ কারণেই মানুষ স্বাভাবিকভাবে খ্যাতি ও যশের প্রতি আকৃষ্ট থাকে। 
এর বিপরীতে যে যতটা সম্পদের মালিক সম্ভবত সে ততটারই মালিক থাকে৷ 
কঠোর মেহনত ও কষ্ট-সহিষ্জুতা ছাড়া এ সম্পদ বাড়ে না, কেউ বাড়াতে পারে 
না। কিন্তু উচ্চপদ নিজে নিজে এবং আপনাআপনি বাড়তে থাকে । আর এর 
কোন সীমা-সরহদও নেই। ধন-সম্পদ একই অবস্থায় থেমে থাকে । কিন্তু উচ্চ 
পদ-মর্ধাদা ফলে-ফুলে বিকশিত ও সুশোভিত হতে থাকে! এজন্যেই উচ্চপদের 
ক্ষেত্রে যখন ব্যাপ্তি ঘটে এবং লোক যখন কোন ব্যক্তির প্রশংসায় পঞ্চমুখ হয়ে 
ওঠে তখন ধন-সম্পদ তার দৃষ্টিতে মূল্যহীন প্রতিভাত হয়। সংক্ষেপে এগুলোই 
হ'ল অর্থ-বিত্তের ওপর উচ্চ পদের অগ্রাধিকার পাবার উল্লেখযোগ্য কারণ । 
যদি কেউ বলে যে, এই বক্তৃতার ফল তো এই যে, "মানুষের উচ্চপদ ও 
ধন-সম্পদের প্রতি ততটা আকর্ষণ থাকা দরকার যতটা তার আরাম-আয়েশ 
এনে দেবে এবং দুঃখ-কষ্ট দূর করবে। আর বিত্ত-সম্পদ ও উচ্চপদ হ'ল 
প্রিয়তম বস্তু লাভের মাধ্যম এবং প্রিয়তম বস্তু লাভের মাধ্যম বা উপায়ও প্রিয় 
হয়ে থাকে! কিন্তু এর কি কারণ যে, ব্যাপারটি এখানেই শেষ হয়ে যায় না। 
মানুষ বিত্ত-সম্পদ পুঞ্জীভূত করা, ধন-ভাগ্তারের পর ধন-ভাণ্ডার এবং সঞ্চয়ের 
পাহাড় সৃষ্টিতে ব্যস্ত থাকে ! এমন কি সে প্রয়োজনের সীমারেখাও অতিক্রম 
করে যায়। শেষাবধি তার অবস্থা এমন হয় যো হাদীছের ভাষায় বলা হয়েছে) 


ইমাম গাষালী (র) ১৭৯ 


যে, যদি তার নিকট দু'টি স্বর্ণখনি থাকে তাহলে সে তৃতীয়টির আকাঙ্কী হয়। 
ঠিক তেমনি মানুষ উচ্চপদের বিস্তৃতি ও উন্নতির চিন্তায়ও মগ্ন থাকে এবং তার 
কামনা হয়, তার খ্যাতি সেই সব দুর-দূরাস্তের দেশে ছড়িয়ে পড়ুক- যে সব 
দেশে কোনদিন তার পা ফেলারও সম্ভাবনা নেই ; সেখানকার অধিবাসীদের 
সাথে সাক্ষাতেরও কোন আশা নেই যে, তাদের ভক্তি-শ্রদ্ধা দৃষ্টে অন্তর-মন 
তৃপ্তিতে ভরে উঠবে অথবা তারা তাদের ধন-সম্পদ তার জন্য ব্যয় করবে 
কিংবা তার কোন উদ্দেশ্য পূরণ করবে। এত সব জেনেশুনেও তার অন্তর 
কামনা করে যে, তার আলোচনা সব দেশেই হোক এবং সর্বত্রই সে উচ্চপদ 
লাভ করুক । বাহ্যত এটিকে একটি বোকামি বলেই মনে হয়। কেননা এটি 
এমন একটি জিনিসের কামনা যার পারলৌকিক জীবনে কানাকড়ি মূল্যও 
নেই। তাহলে এর কারণ ? জওয়াব হ'ল, আসলেই উচ্চপদের প্রতি আকর্ষণ 
মানুষের অন্তরের এমন একটি সাধারণ অবস্থা যার মুলোৎপাটন সম্ভব নয়। এর 
দু'টো কারণ রয়েছে ৪ একটি প্রকাশ্য যা সকলেই বুঝতে পারেন । অপরটি 
সুক্ষ যা বড় কারণ, কিন্তু এত নাযুক যে, হাবা-গোবা তো দূরের কথা, তীক্ষ 
বুদ্ধির অধিকারীও তা বুঝে উঠতে হিমসিম খেয়ে যান। কেননা এর সম্পর্ক 
মানুষের প্রবৃত্তি ও স্বভাবের এমন একটি বৈশিষ্ট্যের সঙ্গে যার জ্ঞান খুবই সুক্ষ 
এবং তা আয়ত্ত করতে পারেন তারাই খারা মানবীয় স্বভাব ও প্রকৃতির গভীরে 
ডুব মারতে পারেন। 

প্রথম কারণটি হ’ল, মানুষ প্রকৃতিগতভাবেই তার প্রিয়জন বা প্রিয় বস্তু 
সম্পর্কে কাল্পনিক ভীতি অনুভব করে এবং তার বিপদাপদ দূর করতে চায়। 

+ iS এক ০1১৯35554৪৪ 
মানুষের সারা বছরের জীবিকা নির্বাহের প্রয়োজনীয় দ্রব্য-সামগ্রীও যদি 
মওজুদ থাকে, তথাপি তীর আকাঙ্ফা ও কামনা-বাসনার ফিরিস্তি থাকে অনেক 
দীর্ঘ। তার মনে ঘুরে ফিরে এই আশংকার উদয় হয়, না জানি, যে সম্পদ 
আপাতত প্রয়োজন পূরণের জন্য যথেষ্ট, তা যদি হঠাৎ খুইয়ে বসি অথবা তা 
যদি নষ্ট হয়ে যায় এবং অতিরিক্ত সম্পদের প্রয়োজন হয় তখন আমার দশা কী 
হবে £ যখন তার মনে এ ধরনের ধারণা আসে তখন সে দুশ্চিন্তা ও দুর্ভাবনায় 
অস্থির হয়ে ওঠে। তীর অন্তরের দুঃসহ যাতনা কেবল তখনই দূরীভূত হতে 
পারে, যখন অপরাপর মালামাল মিলে যাবার কারণে সে এই ভেবে আশ্বস্ত হয় 
যে, যদি এই পয়লা মাল-সামান নষ্ট হয়ে যায় কিংবা এর ওপর কোন বিপদ ও 
বিপর্যয় আসে তাহলে প্রয়োজন পূরণের জন্য অন্য মালামাল তো মওজুদ 


১৮০ সংগ্রামী সাধকদের ইতিহাস 


আছে। নিজ ব্যক্তিসত্তার প্রতি আকর্ষণ এবং জীবনের প্রতি ভালবাসার কারণে 
সে এই কাল্পনিক হিসাব কষে । নতুন নতুন সমস্যা ও বিপর্যয়ের সৃষ্টি হবে-এই 
কল্পিত আশংকায় সে শিহরিত হতে থাকে । কাজেই সে এই সব বিপদাশংকা 
দূরীভূত করবার উপায়-উপকরণ সম্পর্কে চিন্তা-ভাবনা করতে থাকে । আর তার 
দৃষ্টিতে এর সবচেয়ে বড় উপায়-উপকরণ হ’ল, ধন-সম্পদ এত বেশি হবে যে, 
যদি তার কোন অংশের ওপর ক্ষতির আশংকা দেখাও দেয় তবু অপরাংশ দ্বারা 
কাজ চালিয়ে নেওয়া যাবে । এই ভয় ও দুশ্চিন্তাই মানুষকে নির্দিষ্ট ধন-সম্পদের 
ওপর তুষ্ট ও পরিতৃপ্ত হতে দেয় না এবং তা কোন সীমারেখাও মানে না, এমন 
কি এভাবে সে সারা দুনিয়াকে স্বীয় মালিকানাধীনে নিয়ে আসার আকাঙ্ক্ষা 
পোষণ করে । এজন্যই রসূল (সা) বলেছেন, “দুটো লোভ এমন যে, তা 
কখনো পরিতৃপ্ত হয় না। তার একটি জ্ঞানের প্রতি লোভ, আর অপরটি 
ধন-সম্পদের প্রতি লোভ।” ঠিক একই কারণ দূর-দুরান্তের শহর ও অপরিচিত 
লোকের হৃদয় কন্দরে ভক্তি-্রদ্ধা ও প্রভাব-মাহাত্থ্য সৃষ্টির আকাজ্ার মধ্যে 
লুক্কায়িত। উচ্চপদের ক্ষেত্রেও মানুষ এই সব কাল্পনিক বিপদাশংকা করতে 
থাকে যা অনাগত দিনে দেখা দিতে পারে । হতে পারে যে, তাকে হয়ত তার 
দেশ থেকেই চিরবিদায় নিতে হবে অথবা অন্য দেশের লোক তার শহরে 
আসতে পারে এবং কোন না কোন কাজে তাদের তার প্রয়োজন হ'তে পারে। 
এসব চিন্তা-ভাবনার পর তার মন খুশীতে ভরে ওঠে এই ভেবে যে, এ সব 
কোনদিন তার পার্থিব উদ্দেশ্য হাসিল হতেও পারে। 

দ্বিতীয় কারণটি আরও শক্তিশালী আর তা হ'ল এই যে, রূহ' হুক্মে রব্বানী ঝ 
আল্লাহ রাব্বু'ল-'আলামীনের একটি আদেশমাত্র। কুরআন মজীদে বলা হয়েছে 
8 ৬০০৭১৮১৮157 এসএ 

হুকমে রব্বানী হবার অর্থ এই যে, তা কাশৃফ জ্ঞানের রহস্য-ঘেরা বিষয়াবলীর 
একটি এবং তা প্রকাশ করবার অনুমতি নেই। স্বয়ং রসূল আকরাম (সা) ও 
এর হাকীকত প্রকাশ করেন নি। কিন্তু তার হাকীকতের জ্ঞান লাভ ব্যতিরেকেও 
তুমি এতটুকু জানতে পার যে, মানুষের অন্তরে পশুসুলভ গুণাবলীর খোনা- 
পিনা ও সঙ্গমের) প্রতি একটি ঝৌক ও প্রবণতা আছে। একটি প্রবণতা (ইচ্ছা 
ও অভীন্সা) আছে হিংস্ৰ-পশুর গুণাবলীর-ঘেমন মারা, হত্যা ও কষ্ট দেওয়ার 
প্রতি; একটি শয়তানী গুণাবলীর-যেমন, ধৌকা ও প্রতারণার প্রতি এবং অন্যটি 
ববৃবিয়তের গুণাবলীর-যেমন শ্রেষ্ঠত্ব, মাহাত্ম্য, মর্যাদা ও অহংকারের প্রতি । 


ইমাম গাযালী রে) ১৮১ 


মানব হৃদয় বিভিন্ন মূলনীতি ও মৌলিক উপাদানে সমৃদ্ধ । এর ব্যাখ্যা ও 
বিশ্লেষণের ক্ষেত্র খুবই দীর্ঘ ৷ হৃদয়ে হুকমে রব্বানীর যে অংশ রয়েছে তারই 
ভিত্তিতে মানুষের ভেতর রবৃবিয়তের আকাঙ্কা জাগরিত হয়৷ রবুবিয়ত কিঃ 
পরিপূর্ণতা ও চরর্মোৎকর্ষের (কামালিয়াতের) এমন একটি রূপ যা অন্যের 
করুণাধন্য হতে লজ্জাবোধ করে। এজন্যই পরিপূর্ণতা ও চরমোৎকর্ষ আল্লাহ্‌র 
গুণাবলীর অন্যতম । অতএব, স্বাভাবিকভাবেই তা মানুষেরও প্রিয় পরিপূর্ণতা 
ও চরমোৎকর্ষ এই যে, অস্তিত্বের ক্ষেত্রে তা একক হবে ! আর তা এজন্য যে, 
অস্তিত্বের ক্ষেত্রে অন্য কারোর শরীকানা নিশ্চিতই একটি ত্রুটি । সূর্যের পূর্ণতা 
এই যে, অস্তিত্বের ক্ষেত্রে সে একক । যদি অন্য কোন সূর্য থাকত তাহলে সেটি 
এই সূর্যের পরিপূর্ণতার ক্ষেত্রে একটি কলংকই হ’ত ৷ কেননা সূর্য হিসাবে শান 
ও মর্যাদার ক্ষেত্রে সে আর একক হস্ত না। আর অস্তিত্বের এককতৃু কেবল 
আল্লাহরই রয়েছে এজন্য যে, তার সম্মুখে কারোর (সত্যিকার) কোন অস্তিত্ব 
নেই। তিনি ভিন্ন যা কিছু আছে তা তীর কুদরতের অপার বিস্ময় ও 
চমৎকারিতৃ, যা নিজ শক্তিতে প্রতিষ্ঠিত হতে পারে না। সেসব তীরই শক্তির 
আশ্রয়ে টিকে আছে। তাহলে বাস্তবপক্ষে তার সন্মুখে কারোর অস্তিত্ই নেই 
এজন্য যে, সহগামী ও সঙ্গীত্রে জন্য সম্মান ও মরতবার ক্ষেত্রে সাম্য জরুরী 
এবং মরতবার সাম্য পরিপূর্ণতা ও চরমোৎকর্ষের জন্য একটি ত্রুটি । পূর্ণ সেই 
যার সমমর্যাদাসম্পন্ন কেউ হবে না । সূর্যের আলোর তাপ বিশ্বজাহানে প্রতিটি 
বস্তুর অস্তিত্ব কুদরতের আলোকমালার উত্তাপের ফয়েফ্‌ বা প্রভাব। এসবই 
অনুগত, কারোর আনুগত্য লাভের হকদার তারা নয়। অতএব, রবুবিয়তের 
শান ও মর্যাদা হ'ল অস্তিত্বের এককতৃ্‌ ও উপমাহীনতা। আর এরই নাম 
চরমোৎকর্ষ ও পূর্ণতা । প্রকৃতিগতভাবেও মানুষ এ ব্যাপারে খুবই আগ্রহী এবং 
মানুষ চায় যে, সেও পূর্ণতা ও চরমোৎকর্ষের ক্ষেত্রে উপমাহীন হোক । কতক 
সূফী বুযুর্গ বলেছেন যে, প্রত্যেক মানুষের অন্তরে সেই কথাটিই লুক্কায়িত যা 
ফির'আওন সুস্পষ্ট ও পরিষ্কার ভাষায় বলেছিল, 1০31১ [51 “আমি 
তোমাদের মহান প্রভু ।” কিন্তু সবার তো আর এ ধরনের মওকা মেলে না।১ 
নফসের গোলামী ও দাসত্ব এজন্যই নফসের ওপর কষ্টকর এবং রবৃবিয়ত 
এজন্যই প্রকৃতিণতভাবে সহজ ও উৎসাহব্যঞ্জক। এটি সেই রববানী সম্পর্কের 
কারণে যার দিকে ৬১১ ১৭! ৬৯ ০5১]। 43 এর মধ্যে ইঙ্গিত রয়েছে। 
১. মওলানা রূম বর্ণনা করেছেন, 
আলী 9৩21০ চে ০৪৪০ এ| এল + ৮০৪১ SAA PAS) Ls এও 


১৮২ সংগ্রামী সাধকদের ইতিহাস 


কিন্তু সে যখন পরিপূর্ণতার শীর্ষে উপনীত হতে ব্যর্থ হয় তখনও তার 
পরিপূর্ণতা লাভের খাহেশ একেবারে মিটে যায় না। তখনও সে পরিপূর্ণতা 
অর্জনের আকাজ্ষা ও আশাবাদ পোষণ করে। এটা কামালিয়াত তথা 
পরিপূর্ণতা ব্যতিরেকে অন্য কোন উদ্দেশ্যের খাতিরে নয় যো কামাল বা 
পূর্ণতার মাধ্যম), বরং নফসে কামাল-এর খাতিরে । দুনিয়ার বুকে যা বিদ্যমান 
তা তার নিজ সত্তা ও সত্তার পরিপূর্ণতার সঙ্গে প্রেমের সম্পর্ক রাখে। প্রত্যেকের 
কাছেই ধ্বংস ও বিলুপ্তি একেবারে না-পসন্দ (২৬১১০ 0) | এটা এজন্য যে, 
এতে স্বীয় সত্তা ও তার পরিপূর্ণ গুণাবলী ধ্বংস হবে বলে সে মনে করে। 
পরিপূর্ণ তো এটাই যা অস্তিত্বের ক্ষেত্রে একক এবং তামাম অস্তিত্শীল 
জিনিসের ওপর যার প্রাধান্য ও শাসন-কর্তত্ প্রতিষ্ঠিত। তোমার চরমতম 
পরিপূর্ণতা এই যে, অন্যের অস্তিত্ব তোমারই অবদান। যদি তা তোমার 
অবদান না হয়, তাহলে কমপক্ষে এতটা হবে যে, তুমি তার ওপর বিজয়ী 
হবে। এই প্রেক্ষিতে সকলের ওপর জয় লাভ করা মানুষের কাছে 
প্রকৃতিগতভাবেই প্রিয়। এটি পরিপূর্ণতা ও চরমোত্কর্ষের একটি রূপ । প্রতিটি 
অস্তিত্বশীল বস্তু যা স্বীয় সত্তার কাছে পরিচিত, তা স্বীয় সত্তার প্রেমিক এবং 
তার চরমোত্কর্ষেরও ‘আশিক এর অনুভূতির দ্বারা সে একটি মিষ্টি আমেজ 
লাভ করে। কোন বস্তুর ওপর জয় লাভের অর্থ এই যে, তুমি তার ওপর প্রভাব 
ফেলতে পারবে, স্বীয় বাসনা ও অভিপ্রায় মুতাবিক তার ভেতর পরিবর্তন 
ঘটাতে পারবে এবং আপন মর্জি মুতাবিক তা ব্যয় করতে পারবে। মানুষ তো 
এই চেয়েছিল যে, অস্তিত্বণীল সকল বস্তুর ওপর সে প্রাধান্য লাভ করবে। কিন্তু 
অস্তিত্শীল বন্তুরাজির মধ্যে কিছু বস্তু এমন আছে যা কোন পরিবর্তন কবুল 
করে না; যেম্ন আল্লাহ্‌র সত্তা ও গুণাবলী । আর কতক অস্তিতৃীল বস্তু এমন 
আছে যা পরিবর্তন কবুল করে, কিন্তু সে সবের ওপর সৃষ্ট জগতের কোন 
ক্ষমতা নেই এবং তার ওপর তাদের কোন জোর-যবরদস্তিও চলে না; যেমন 
আকাশমণ্ডল, তারকারাজি, ফেরেশৃতাকুল, জ্যোতিষ্কমণ্ডল, আত্মাসমূহ, জিন্ন ও 
শয়তান, পাহাড় ও সমুদ্র এবং সে সবের অভ্যন্তরস্থ বস্তুকল। তৃতীয় প্রকার 
সেই সব বস্তু যার ভেতর মানুষ স্বীয় শক্তিতে পরিবর্তন আনতে পারে । যেমন, 
যমীন ও তার অংশসমূহ, খনিজ দ্রব্য, উদ্ভিদ, জীবকুল ইত্যাদি। অন্য এক 
প্রকারের বস্তু আছে যার ওপর মানুষ শক্তি রাখে না; যেমন এঁশী সত্তা, 
ফেরেশ্তামণ্ডলী, আকাশমণ্ডল তথা বিশ্ব-জাহান। মানুষের ভেতর ইচ্ছা জাগল 
যে, সে কমসে-কম আকাশমগুলী সম্পর্কে অধিক থেকে অধিকতর জ্ঞান লাভ 


- ইমাম গাযালী রে) ১৮৩ 


করবে, আর তা এজন্য যে, এটাও এক ধরনের প্রাধান্য ও প্রতিপত্তি লাভ। 
কেননা যার সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান লাভ করা যায় সে জ্ঞান লাভকারীর কিছুটা 
অধীনস্থ হয়ে পড়ে । এই প্রেক্ষিতেও বিদ্বান ব্যক্তি এক ধরনের বিজয়ীর মর্যাদা 
রাখে (সে তার জ্ঞান দ্বারা শাসন কর্তৃত্বের আবেগ, প্রশাসন ও উঁচু শ্রেণীতে 
উন্নীত হবার আকাজ্কাকে পূরণ করে)। এরই ভিত্তিতে আল্লাহ্র মারিফত, 
ফেরেশতামগ্ডলী, নভোমণ্ডল তথা বিশ্ব-জাহান, আকাশের তারকারাজি, 
অত্যাশ্চর্য বস্তুসমূহ, সপ্তাকাশ, গ্রহরাজি, সমুদ্রের বিস্ময়কর বস্তু ইত্যাদির জ্ঞান 
হাসিলের আগ্রহ মানুষের অন্তরে সৃষ্টি হয়। এজন্যই তোমরা দেখে থাকবে, যে 
ব্যক্তি কোন অত্যাশ্চর্য জিনিষ তৈরি করতে পারে না, সে অন্ততপক্ষে তার 
নির্মাণ কৌশল সম্পর্কে জানতে আগ্রহী (এর দ্বারাই সে তার শিল্প সৃষ্টির 
খাহেশকে পূরণ করে)। যে ব্যক্তি দাবার ছক তৈরি করিতে অক্ষম, সে 
কমপক্ষে দাবা খেলার নিয়ম-পদ্ধতি শিখতে চায় এবং এটা জানতে চায় যে, 
দাবার ছক কিভাবে বানানো হয়েছে। ব্যক্তি কোন জ্যামিতি কিংবা কারিগরী 
কৌশল অথবা ক্রেন-এর যন্ত্রপাতি দেখে এবং যখন অনুভব করে যে, সে এ 
সব তৈরিতে অক্ষম তখন সে এসব যন্ত্র কিভাবে বানানো হয় অন্তত তাই 
জানতে চায়। সে স্বীয় অক্ষমতার কারণেই তাকলীদ্‌ ও জ্ঞানের চরমোৎকর্ষের 
বাহ্যিক জ্ঞান দ্বারা প্রকৃত জ্ঞানের তৃপ্তি মেটাতে চায়। 


দ্বিতীয় প্রকার জ্ঞান যার ওপর মানুষ শক্তি ও সামর্থ্য (.,১.৪) লাভ করতে 
পারে তা হ'ল ভূমি সম্বন্ধীয় বিষয় প্রভৃতি। সে স্বভাবতই এসব বস্তুর ওপর 
এতটা প্রাধান্য এবং এতখানি শক্তি ও সামর্থ্য লাভ করতে চায় যেন এগুলোর 
মধ্যে আপন ইচ্ছা মাফিক তাসার্কুফ (4,০3) করতে পারে। এ আবার 
দু'প্রকার- যথা : দৈহিক ও আত্মিক ৷ দৈহিক বস্তু হ'ল টাকা-পয়সা ও অন্যান্য 
উপায়-উপকরণ | মানুষ চায় যেন এসবের ব্যবহারে তার পরিপূর্ণ এখতিয়ার 
থাকে। এগুলো সে যাকে চাইবে দেবে, যাকে চাইবে না-দেবে না। এটাই হ'ল 
শক্তি আর শক্তি পরিপূর্ণতা চায় এবং পরিপূর্ণতা লাভ রবুবিয়তের গুণাবলীরই 
অন্যতম। আর রবৃবিয়ত প্রকৃতিগতভাবেই সকলের প্রিয় । কাজে কাজেই 
ধন-সম্পদও সকলের প্রিয়, চাই কি তা পরিধানের হোক অথবা আহার্ষের, স্বীয় 
কামনা-বাসনা পূরণ করবার জন্য কোনদিন তার প্রয়োজন পড়ুক অথবা না-ই 
পড়ুক । অগণিত দাসদাসী রাখা, স্বাধীন ও শরীফ মানুষদেরকে গোলামে 
পরিণত করা, চাই কি জোর-যবরদস্তির মাধ্যমে হোক অথবা প্রাধান্য প্রতিষ্ঠার ' 
মাধ্যমে হোক- তার নিকট সমান প্রিয় । ভীতিজনক প্রভাব-প্রতিপর্তিও 


১৮৪ সংগ্রামী সাধকদের ইতিহাস 


মানুষের নিকট প্রিয় যার ভিত্তি হ'ল জোর-যবরদস্তি- এজন্য যে, এর ভেতরও 
শক্তির প্রকাশ ঘটে থাকে। দ্বিতীয় প্রকারের মানুষ, যাদের ধড়ে প্রাণ আছে, 
আছে হৃদয় আর এটি সারা দুনিয়ার সর্বাধিক মূল্যবান ও পবিত্র বস্তু- চায় যে, 
তার সেই মনের ওপর শক্তি ও প্রাধান্য প্রতিষ্ঠিত হোক যাতে করে সকল মানুষ 
তার ব্যক্তিত্বের মোহজালে) বন্দী হয়ে পড়ে এবং তারা তার ইশারায় কাজ 
করে। কেননা এর ভেতর প্রাধান্যের পূর্ণতা পাওয়া যায় এবং তা রবৃবিয়তের 
গুণাবলীর সঙ্গে সাদৃশ্যপূর্ণ। ভালবাসা দিয়েই কেবল মানুষের মন জয় করা 
যায় এবং ভালবাসা পরিপূর্ণতা তথা কামালিয়াতের “আকীদা-বিশ্বাস থেকেই 
সৃষ্টি হয়ে থাকে । সব কামালিয়াতই প্রিয় এবং পরিপূর্ণতা এজন্য প্রিয় যে, তা 
এশী গুণাবলীর অন্যতম । আর এঁশী গুণাবলী স্বভাবতই সকল মানুষের প্রিয়, 
আর তা এজন্য যে, মানুষের ভেতর একটি রব্বানী (এশী) সম্পর্ক পাওয়া যায়, 
আর এই সম্পর্ক অবিনশ্বর ৷ মৃত্যু যেমন তাকে নিঃশেষ করতে পারে না, 
তেমনি মাটিও পারে না তাকে কাবু করতে । আর এই রব্বানী সম্পর্কই ঈমান 
ও মা'রিফতের রাজপ্রাসাদ । এটিই বাকা-ই ইলাহী পর্যন্ত পৌছুতে পারে। 
অতএব, মানুষের মনের নিকট যে বস্তু স্বভাবতই গ্রিয়-তাই পরিপূর্ণতা, চাই 
কি তা জ্ঞান ও বিদ্যার মাধ্যমেই হাসিল হোক, চাই কি স্বগীয় শক্তির সাহায্যে । 
মাল-মাত্তা ও উচ্চপদ প্রকৃতির উপকরণসমূহের প্রধান এজন্য যে, তা 
প্রেমাম্পদের ওসীলা ও প্রিয় হয়ে থাকে । জানার যেমন কোন শেষ নেই, 
তেমনি শক্তি-সামর্থ্যেরও কোন শেষ নেই। যতক্ষণ পর্যন্ত এমন একটি বস্তুও 
পৃথিবীতে আছে যাকে জানা যেতে পারে এবং এমন একটি বস্তুও পৃথিবীতে 
আছে যার ওপর সর্বময় কর্তৃত্ব হাসিল করা যেতে পারে ততক্ষণ পর্যন্ত মানুষের 
আগ্রহ বা লিন্সার কোন পরিতৃপ্তি আসে না । এজন্যই মহানবী (সা) বলেছেন : 
দু'জন লোভী কখনো তৃপ্ত হয় না।১ 


আত্মজিজ্ঞাসা 

উক্ত গ্রন্থের প্রভাবমগ্তিত অংশ সেইটি যেখানে ইমাম গাযালী (র) নসীহত, 
উৎসাহ প্রদান ও সতকীকরণের ওপর কলম ধরেন এবং দুনিয়ার অনিত্যতা, 
আখিরাতের মর্যাদা ও মাহাত্ম্য, ঈমান ও সৎ কর্মের আবশ্যকতা, সংক্কার-সংশোধন 
ও আত্মার শুচি-শুভ্রতার গুরুত্ব এবং অন্তরের ব্যাধি ও প্রবৃত্তির ক্ষতিকর বিষয়া- 
বলীর প্রতি পাঠকের মনোযোগ আকর্ষণ করেন এক্ষেত্রে তিনি একই সঙ্গে এমন 


১. ইহ'য়া’ উিলুযুদ্দীন, তয় খণ্ড, ২৪১-৪৪ পৃ. । 


ইমাম গাষালী রে) | ১৮৫ 


বিজ্ঞান ও অলংকারশান্ত্রেরও নমুনা বটে। প্রতিটি যুগে হাযার হাযার মানুষ তার 
ওয়া'জ ও কথামালা দ্বারা উপকৃত হয়েছে। তিনি অসংখ্য মানুষের সংস্কার ও 
মনো-বিগ্রবের মাধ্যম হয়েছেন। গ্রন্থের শেষ চতুর্থাংশে এ ধরনের জ্ঞানের যে 
বিরাট ভাণ্ডার রয়েছে তার একটি উদ্ধৃতি পেশ করা গেল। এখানে তিনি নফ্সকে 
সতর্ক করেছেন এবং অধ্যয়নকারীদেরকে তা‘লীম দিয়েছেন কিভাবে তারা ভার 
সঙ্গে কথাবার্তা বলবেন, কিভাবে বলা উচিৎ এবং মনযিলে আখিরাতের জন্য 
কিভাবে তাকে তৈরি করা দরকার । ১৮] ১:৩3 Ll 4৮2৮৪ 
(55৮১ শিরোনামের অধীনে নফ্সের সঙ্গে কথোপকথন করতে গিয়ে এক স্থানে 
তিনি লিখেছেন ৪ 
হে নফ্স ! একটুখানি ইনসাফ কর, যদি একজন ইয়াহুদীও তোমাকে বলে 
যে, অমুক সুস্বাদু খাবার তোমার জন্য ক্ষতিকর তাহলে ভুমি সবর কর, তা 
পরিত্যাগ কর এবং তার খাতিরে কষ্টও স্বীকার কর । আধ্বিয়ায়ে কিরামের বাণী 
যা মু‘জিযা দ্বারা সমর্থিত অর্থাৎ আল্লাহ্‌র ফরমান ও আসমানী সহীফাসমূহের 
নিবন্ধও কি তোমাকে সেই পরিমাণ প্রভাবাবিত করে না- যে পরিমাণ 
প্রভাবারিত করে তোমাকে সেই ইয়াহুদীর অনুমাননির্ভর উক্তি যার মধ্যে বুদ্ধির 
স্বল্পতা ও জ্ঞানের কমতি পরিস্ফুট? আশ্চর্য যে, যদি একটা বাচ্চাও বলে যে, 
তোমার কাপড়ের ভেতর একটা বৃশ্চিক আছে, তখন দলীল-প্রমাণ না চেয়েই 
এবং চিন্তা-ভাবনা না করেই তুমি নিজের কাপড় খুলে ছুঁড়ে ফেলে দাও। 
পপ্তিতবর্ণের সর্বসম্মত কথা তোমার কাছে এঁ শিশুটির কথার চেয়েও কম 
মর্যাদার দাবিদার ? তাহলে কি জাহান্নামের আগুন, তার শৃঙ্খলসমূহ, তার 
গুর্জ, তার শাস্তি, তার যক্কুম বৃক্ষ, তার জ্বলন্ত অঙ্গার, তার সাপ, বিচ্ছু ও 
বিষাক্ত সব জিনিস তোমার নিকট একটি বিচ্ছুর চেয়েও কম যন্ত্রণার, কম 
কষ্টের-যার কষ্ট বড় জোর একদিন কিংবা তার থেকেও কম সময় বিদ্যমান 
থাকে ? এটি বুদ্ধিমানের লক্ষণ নয় । যদি কোথাও ও কখনো চতুষ্পদ জন্তুগুলো 
তোমার অবস্থা সম্পর্কে জানতে পারে তাহলে তোমাকে নিয়ে হাসবে এবং 
তোমার বুদ্ধিমন্তাকে ঠান্টা-বিদ্রীপ করবে। হে নফ্স ! যদি তোমার এসব জানা 
থাকে এবং এ সবের ওপর তোমার ঈমান থাকে, তাহলে কি কারণে তুমি 
কর্মের ভেতর অলসতা ও দোটানা অবস্থার আশ্রয় নিচ্ছ ? অথচ মৃত্যু ওঁৎ 
পেতে তোমার অপেক্ষায় রয়েছে। সে তোমাকে এতটুকু অবকাশ না দিয়েই 
ছোঁ মেরে নিয়ে যাবে! যদি এক শত বছরেরও অবকাশও মেলে তবু যাকে 


১৮৬ - সংগ্রামী সাধকদের ইতিহাস 


একটি ঘাঁটি অতিক্রম করতে হবে সে যদি সেই খাঁটির উত্রাইয়ে নিশ্চিন্তে ও 
পরম আরামের সঙ্গে স্বীয় জানোয়ারগুলোকে ঘাস খাওয়ায় তাহলে কি সে 
কখনো সেই ঘাটি অতিক্রম করতে পারবে ? যদি তুমি এটা মনে কর তাহলে 
কি তুমি নাদান নও ? এরকম লোকের সম্পর্কে তোমার কী ধারণা-ষে 
জ্ঞানার্জনের উদ্দেশ্যে বিদেশ ভ্রমণ করে, অথচ সেখানে বছরের পর বছর 
বেকার অবস্থায়ই কাটিয়ে দেয় এই ধারণায় যে, যে বছর দেশে ফিরবে, সব 
জ্ঞান ও বিদ্যা সে বছরই হাসিল করে নেবে ? তুমি নিশ্চয়ই তার বুদ্ধি দেখে 
হাসবে এবং তার এই ধারণার জন্য তাকে নিয়ে বিদ্রপ করবে। কেননা জ্ঞান ও 
ধর্মোপলন্ধি এত স্বল্প সময়ে হাসিল হয় না। বিচারকের পদ জ্ঞান ও 
ধর্মোপলব্ধি ব্যতিরেকে কেবল তাওয়ান্ুলের বরকতেই পাকা আপেলের মত 
হাতে এসে পড়ে না। এতদৃসত্ত্বেও যদি এটা মেনে নেওয়া যায় যে, শেষ 
বয়সের চেষ্টা-সাধনা ফলপ্রসূ ও কল্যাণকর এবং তা বুলন্দ দর্জা পর্যন্ত মানুষকে 
পৌছিয়ে দেয়, তাহলে এটাও তো হতে পারে যে, এই আজকের দিনই তোমার 
জন্য শেষ দিন। অতএব, আজই তুমি কর্মে মশগুল হচ্ছ না কেন ? যদি আল্লাহ 
তা'আলা তোমাকে বাৎলেও দিয়ে থাকেন যে, তোমাকে অবকাশ দেওয়া হবে 
তাহলেও তো তাড়াতাড়ি করবার পথে তোমার জন্য কোন অন্তরায় থাকে না! 
আজ নয়-কাল, কাল নয়-পরশু করবারই বা কারণ কি ? এটাই কারণ হতে 
পারে যে, স্বীয় প্রবৃত্তির বিরোধিতা করা তোমার নিকট কষ্টকর মনে হয়। 
কেননা এতে কঠোর মেহনত রয়েছে। তুমি কি এমন কোন দিনের অপেক্ষায় 
রয়েছ যেদিন প্রবৃত্তির বিরোধিতা করা তোমার জন্য সহজ হয়ে যাবে ? এমন 
দিন আল্লাহ্‌ তা'আলা আদৌ সৃষ্টিই করেন নি, আর করবেনও না। যে কাজ 
তুমি আজ আনজীম দিতে পারনি, কাল সে কাজ আনজাম দেওয়া তোমার 
জন্য আরও কঠিন হবে। আর তা এজন্য যে, কামনা-বাসনার দৃষ্টান্ত একটি 
কীটাযুক্ত গাছের ন্যায় যাকে উপড়ে ফেলা মানুষ ফরয মনে করে । যদি কেউ 
তা উপড়ে ফেলতে ব্যর্থ হয় এবং সে যদি তা কালকের জন্য রেখে দেয় 
তাহলে তার উদাহরণ হবে সেই যুবকের ন্যায়-ঘে আজ একটি গাছ উপড়ে 
ফেলতে পারেনি এবং সে সেই কাজটি পরবর্তী বছরের জন্য তুলে রাখল, 
অথচ সে জানে যে, যত সময় যাবে-গাছ তত সুদৃঢ় হবে এবং তার শেকড় 
আরো বেশী মযবুত ও বিস্তৃত হতে থাকবে, অপরদিকে উৎপাটনকারীর 
কমযোরী ও দুর্বলতা বাড়তে থাকবে । আর এটাতো পরিষ্কার কথা যে, যৌবনে 
যে গাছকে উপড়ে ফেলা গেল না, বার্ধক্যে তাকে কোনমতেই উপড়ানো যাবে 


ইমাম গাযালী (রর) - ১৮৭ 


না। কেননা বৃদ্ধ বয়সের ব্যায়াম ও পরিশ্রম খুবই কষ্টদায়ক হয়ে থাকে। 
সতেজ ও সবুজ শাখা-প্রশাখা নমনীয় হয়ে থাকে এবং তা অবনমিত করা 
যায়। যখন তা শুকিয়ে যায় এবং এই অবস্থায় কিছুকাল অতিবাহিত হয় তখন 
তাকে আর দুমড়ানো যয়ি না। অতএব, হে নস ! তুমি খদি এই বাস্তবতা 
বিশ্বাস না কর তাহলে এর চেয়ে বড় বোকামি আর কি হতে পারে? ভুমি এমন 
স্বাদ ও আনন্দ কেন ভালাশ কর না যা সমস্ত ক্লেদ ও আবর্জনা থেকেও মুক্ত ও 
পবিত্র এবং যা চিরদিনের জন্য তোমার আনন্দ ডেকে আনবে ? কেবল ফুর্তি ও 
মজা লুটবে, এটাই যদি তোমার কাছে পসন্দীয় হয়ে থাকে তাহলে তার 
খাতিরেও তো তোমাকে তোমার নফসের সাময়িক ও আপাত কামনা-বাসনার 
বিরোধিতাই করা উচিৎ । আর তা এজন্য যে, অনেক সময় একটি মাত্র লুকমা 
কয়েকটি লুকমা থেকে মানুষকে মাহরূম করে দেয়। সেই রোগী সম্পর্কে 
তোমার কী ধারণা যাকে চিকিৎসক কেবল তিন দিনের জন্য ঠাণ্ডা পানি পান 
থেকে বিরত থাকতে বলেছে যাতে করে সে লুপ্ত স্বাস্থ্য ফিরে পেয়ে সারা 
জীবন ঠাণ্ডা পানির স্বাদ ভোগ করার সুযোগ পায় £ চিকিৎসক তাকে এই মর্মে 
সতর্ক করে দিয়েছে যে, শরীরের এমত অবস্থায় ঠাণ্ডা পানি পান তার জন্য 
ভীষণ ক্ষতিকর ৷ কিন্তু সে যদি সতর্কবাণীতে বিন্দুমাত্র ভ্রক্ষেপ না করে এবং 
পরিত্যাগ করতে হবে না ? সত্যি করে বল, এক্ষেত্রে বুদ্ধির দাবি কি ? বুদ্ধির 
দাবি নিশ্চয়ই এই যে, তিন দিন সবর তাকে করাই উচিৎ যাতে করে সারাটা 
জীবন সে আরামে কাটাতে পারে । গোটা জীবনের মুকাবিলায় তিনদিনের 
যেমন কোন গুরুভ্ুই নেই-ঠিক তেমনি অনন্ত জীবনের তুলনায় তোমার গোটা 
জীবনেরও কোন হাকীকত নেই। তোমার জৈবিক প্রবৃত্তিজাত কামনা-বাসনা 
থেকে সংযত হবার কষ্ট কি জাহান্নামের অগ্নি-শান্তি অপেক্ষা অধিক কষ্টকর ও 
দীর্ঘ ? যে ব্যক্তি মামুলী কষ্টও বরদাশত করতে পারে না-সে আল্লাহর শাস্তি 
কিভাবে বরদাশত করবে ? আমি দেখতে পাচ্ছি যে, তুমি দু'টি কারণে স্বীয় 
সত্তাকে অবকাশ দাও । একটি কারণ (১) কুফ্‌রে খফী (প্রচ্ছন্ন ও পরোক্ষ 
কুফর), আর অপরটি (২) সুস্পষ্ট বোকামি । কুফুরে খফী এই যে, 
হিসাব-নিকাশ দিবসের ওপর তোমার ঈমান কমযোর এবং পুরস্কার ও শাস্তি 
সম্পর্কে তুমি অনবহিত। আর সুস্পষ্ট বোকামি আল্লাহ্‌র গুপ্ত কর্মধারা ও তার 
গোপন রহস্য সম্পর্কে কোনরূপ ধারণা ব্যতিরেকেই তীর ক্ষমা ও বদান্যতার 
ওপর তোমার আস্থা । অপরদিকে তুমি কুটির একটি টুক্রা, গমের একটি দানা 


১৮৮ সংগ্রামী সাধকদের ইতিহাস 


এবং মুখ থেকে বহির্গত একটি বাক্যের জন্যে আল্লাহ্‌র ওপর ভরসা করবার 
জন্য তৈরি হও না, বরং তা লাভ করবার জন্য হাযারো যত্ম কর এবং এই 
মূর্খতা ও অজ্ঞতার কারণে তুমি মহানবী (সা)-এর সেই বাণীর লক্ষ্য বস্তুতে 
পরিণত হও : 
চাও (21৩৯ বিজ EM ০০ উপিসিসও ক] ও 10 45555 05 ০০০০৪] 

+ এম দ। alll le 
“সতর্ক ও বুদ্ধিমান সেই ব্যক্তি যে স্বীয় নফ্‌সকে আত্মজিজ্ঞাসার সম্মুখীন করে 
এবং মৃত্যুপরবর্তী যিন্দেগীর জন্য ‘আমল করে এবং আহম্মক সেই ব্যক্তি যে 
স্বীয় নফ্‌সকে আপন প্রবৃত্তিজাত কামনা-বাসনার পশ্চাদ্বর্তী করে এবং আল্লাহ্‌র 
ওপর আশায় বুক বীধে।” 
আফসোস ! ওহে নফস, জীবনের ফীদ সম্পর্কে তোমার হুশিয়ার থাকা উচিৎ 
ছিল। শয়তানের প্রতারণা সম্পর্কে তোমার নিজের প্রতি তোমার করুণা দৃষ্টি 
রাখা উচিত। তোমাকে নিজের সম্পর্কেই চিন্তা-ভাবনা করতে আদেশ দেওয়া 
হয়েছে। দেখ, তুমি নিজের সময় নষ্ট কর না । তোমার কাছে হাতে গোণা 
শ্বাস-প্রশ্বাস রয়েছে। যদি তোমার একটি নিঃশ্বাসও বৃথা নষ্ট হয় তাহলে 
তোমার জীবনের মোট পুঁজির একটা অংশই নষ্ট হয়ে গেল। অতএব, রুগ্ন 
হবার আগে স্বাঙ্থ্যকে, ব্যস্ততার পূর্বে অবকাশকে, দারিদ্র্যের পূর্বে 
ধন-সম্পদকে, বার্ধক্যের পূর্বে যৌবনকে এবং মৃত্যুর পূর্বে জীবনকে মূল্যবান 
সম্পদ মনে কর । তুমি পারলৌকিক জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ কর এই ভেবে 
যে, তোমাকে সেখানে চিরদিন থাকতে হবে । ওহে নফ্স ! যখন শীতকাল 
মাথার ওপর এসে হাযির হয় তখন তুমি কি সেই গোটা মুদ্দতের জন্য প্রস্তুতি 
গ্রহণ কর না? প্রয়োজনীয় খাদ্য, পোশাক ও জ্বালানি কি সংগ্রহ কর না ? তুমি 
তো এই ভরপায় থাক না যে, কেবল সুতির আচ্কান গায়ে চাপিয়ে জ্বালানি . 
ব্যতিরেকেই শীতকালটা কাটিয়ে দেবে। তোমাদের কি ধারণা যে, জাহান্নামের 
ভীষণ শীত পার্থিব শীতের চাইতে কম ভয়াবহ ? বাস্তব ঘটনা কিন্তু তা নয়! 
তীব্রতা ও ঠাণ্ডার দিক দিয়ে জাহান্নামের শীতের সাথে পার্থিব শীতের কোন 
ভুলনাই হয় না! ভুমি কি মনে কর যে, কোনরূপ চেষ্টা-তদবীর ছাড়াই তুমি 
তার হাত থেকে নাজাত পেয়ে যাবে ? যেমনি পশমী কাপড়, চাদর, আগুন ও 
এমনি ধরনের অন্যান্য জিনিস ব্যতিরেকে শীত যায় না, ঠিক তেসনি 
জাহান্নামের ঠাণ্ডাকেও তওহীদের দুর্গ ও (আল্লাহ্র) আনুগত্যের পরিখা 
ব্যতিরেকে প্রতিরোধ করা যায় না। আল্লাহ্‌ তা'আলার দান এই যে, তিনি 


ইমাম গাযালী রে) ১৮৯ 


তোমাকে হেফাজতের পন্থা ও কৌশল সম্পর্কে অবহিত রেখেছেন এবং তার 
উপায়-উপকরণও সহজ করে দিয়েছেন। এই বিশ্বের বুকে আল্লাহ্র বিধানই 
হ’ল, তিনি শীত সৃষ্টি করেন, আবার তার জন্য আগুনও পয়দা করেন, আর 
চকমক পাথর ঠুকে আগুন বের করার তরীকাও বালে দেন যাতে তুমি সেই 
পথে ফায়দা হাসিল কর এবং নিজেকে ঠাণ্ডার হাত থেকে রক্ষা করতে পার । 
লাকড়ি খরিদ করা, পশমী কাপড় সংগ্রহ করা যেমন আল্লাহ্‌র প্রয়োজন নয়, 
বরং মানুষেরই প্রয়োজন, ঠিক তেমনি মানুষের আনুগত্য ও “ইধাদতেরও 
আল্লাহ্‌র কোন প্রয়োজন নেই। এটা তোমাদের কর্তব্য তার ওসীলায় নাজাত 
লাভ করা! | 

+ balalll ১5 ok SV ৮৪ নল bas cuit ০০৭ 2৩ 
“যে ভাল কাজ করল সে তার নিজের জন্যই করল, আর যে খারাপ কাজ 
করল তার বোঝা তার ওপরই পড়ল। আল্লাহ্‌ সমগ্র সৃষ্টি জগত থেকে . 
বেপরোয়া ।” 
ওহে নফ্স ! অজ্ঞতা ও মূৰ্খতার পর্দা ছিড়ে ফেল এবং পারলৌকিক জীবন 
সম্পর্কে চিন্তা-ভাবনা কর। AS 85৮৫ 5 HE Ca 
“তোমাদের সৃষ্টি, তোমাদের উত্থান একটি জীবনের মতই ৷” 

- ০০১85 92০৪ 

“যেমন আমি প্রথমবার পয়দা করেছিলাম, তেমনি আমি এর পুনরাবৃত্তি 
ঘটাই।” 5১১5 285১2 05৫ “যেমন তিনি তোমাদেরকে প্রথমে পয়দা 
করেছিলেন- ঠিক তেমনি আবার তোমরা তৌর দরবারে) প্রত্যাবর্তন 
করবে” 


ইহ 'য়াউ’ল-“উলুমুদ্দীন-এর সমালোচনা 

শায়খুল ইসলাম ইব্‌ন ভায়মিয়া (র) সামগ্রিকভাবে ইহ্‌ 'য়াউ'ল-‘উলুম গ্রন্থের ' 
প্রশংসা করেছেন। ভিনি লিখেছেন, ১৯ 4:15 4:-%1 ৮৪ 4554 ইহ্'য়া গ্রন্থে তার 
কালাম (বানী) প্রধানত সুন্দর ও অর্থপূর্ণ ।২ তিনি চারটি দৃষ্টিকোণ থেকে এই 
গ্রন্থের ওপর আলোচনা করেছেন। প্রথমত, দার্শনিকদের অনেক কথা-তওহীদ, 
নবুওত ও আখিরাত সম্পর্কে তাদের ধ্যান-ধারণা এর অন্তর্ভূক্ত হয়েছে। অবশ্য 


১ ইহা উলুনুদীন, 5র্থ ৭৩, ৩৫৬-৩৫৮ পৃ. 
২. ফাতাওয়া শায়খুল ইসলাম ইবনে তায়খিয়া (র) ৷ 


১৯০ সংগ্রামী সাধকদের ইতিহাস 


তার মতে, ইমাম গাযালী রে) দার্শনিকদের প্রভাব থেকে কিছু না কিছু প্রভাবারিত 
হয়েছেন। তিনি যদিও তাঁদের বিরাট সমালোচক ও বিরোধী, কিন্তু তার 
গোযালীর) গ্রন্থগুলোতে তাদের ধ্যান-ধারণার (অজ্ঞাতসারে) ঝলক কোথাও 
কোথাও এসে গেছে। শায়খুল ইসলাম ইব্‌নে তায়মিয়া (র)-এর অনুভূতি দর্শনশাস্তর 
ও দার্শনিকদের সম্পর্কে যেহেতু খুবই তীক্ষ, তাই তীর মাপকাঠিতে ইমাম 
গাযালীর কতক জিনিস যদি দর্শনশান্র দ্বারা প্রভাবান্িত হয়েই থাকে তবে ভাতে 
বিস্ময়ের কিছু নেই। দ্বিতীয়ত, এতে এমন কতকগুলো কালাম সম্পর্কিত বাহাছ- 
মুবাহাছা রয়েছে যা ইব্‌ন তায়মিয়া রে)-এর নিকট আল্লাহ্‌র কিতাব ও রসূলের 
সুন্নাহ্‌র রূুহ'-এর সঙ্গে পরিপূর্ণরূপে সামঞ্জস্যশীল ও সঙ্গতিপূর্ণ নয় এবং যা 
কুরআন ও সুন্নাহ্‌র মাপকাঠিতেও উত্রায় না। তৃতীয়ত, এর ভেতর তাসাওউফ- 
পন্থীদের কয়েকটি কঠোর ও বিভ্রা্তিপূর্ণ উক্তি রয়েছে। চতুর্থ, ইহ'য়াউ*ল-‘উলূমে 
বহু য'ঈফ (দুর্বল) হাদীছ রয়েছে। এতসব সত্তেও শায়খুল ইসলাম লিখেছেনঃ 
এপ লই ০০ ৩৪৯০০ ol] 890540094৮৭ US ৪৪ 5৪৪৩ 
48785115415 4১০ ০০৪1০ DEST ৬৯5 8403 LST GAA এ] 

+ বল pe Ly ML 4৫5৯ 
এতদৃসত্বেও ‘ইহ 'য়া’ গ্রন্থে সেই সব সুফী মাশাইখদের-যীরা ছিলেন “ইলমে 
মা‘রিফত ও দৃঢ় চিত্তের অধিকারী, কলবের আমল সম্পর্কে এমন বহু বাণী ও 
উক্তি রয়েছে যা কিতাব ও সুন্নাহ্র সঙ্গে সামঞ্জস্যপূর্ণ (34154) এবং যার 
অধিকাংশই গ্রহণযোগ্য । এজন্যই ‘উলামায়ে কিরাম এই গ্রন্থ সম্পর্কে কিছুটা 
ভিন্ন মত পোষণ করলেও সকলেই এর বিরোধী নন ।১ 
‘আল্লামা ইবনে জওযী (র) ও এর দুর্বল ও মওযু’ বর্ণনার২ কঠোর সমালোচনা 

করেছেন। তার মতে, ইমাম গাযালী (র) হাদীছ সম্পর্কে গভীর পাণ্ডিত্যের 
অধিকারী না হবার কারণেই এমনটি ঘটেছে।৩ “আলফিয়াহ' গ্রন্থের গ্রন্থকার 
হাফিজ যয়নুদ্দীন আল-ইরাকী ইহ'য়া'র অনুকূলে বিরাট খিদমত আনজাম 
দিয়েছেন। তিনি ইহ 'য়া’তে বর্ণিত হাদীছগুলো খুঁজে বের করেছেন এবং প্রতিটি 
রাবী (বর্ণনাকারী) ও হাদীছের শ্রেণী বিভাগ এবং তা কোন্‌ পর্যায় ও মর্যাদার * 
হাদীছ তা নির্ধারণ করে দিয়েছেন। 
১. ফাতাওয়া শায়খুল ইসলাম ইবনে ভার়মিয়া (র), পৃ. ১৯৪ ও আত্তাজু'ল-মুকান্লিল, নওয়াব 
সিদ্দীক হাসান খান, পৃ. ৩৮৮। 


২. এ, হয় খণ্ড, ১৯৪ পৃ. 
৩. আল-মুনতাজাম, ৯ম খণ্ড, ১৬৯-১৭০ পৃ. 


ইমাম গাযালী রে) ১৯১ 


ইব্‌ন জওষী রে) ইমাম গাযালীর কয়েকটি এঁতিহাসিক তথ্য এড়িয়ে যাওয়া 
সম্পর্কেও আলোচনা রুরেছেন। এর দ্বারা অবগত হওয়া যায় যে, হাদীছের মতই 
ইতিহাস সম্পর্কে তেমন গভীর ব্যুৎপত্তি লাভের সুযোগ তিনি পান নি। ১ 

তার দ্বিতীয় আপত্তি এই বিষয়ের ওপর যে, কতক মানসিক ও আত্মিক ব্যাধির 
(লোক দেখানো “ইবাদত, পদ মর্যাদার প্রতি মোহ ইত্যাদি) চিকিৎসার উদ্দেশ্যে 
এবং আত্মবিলোপ (44 ১.) ও আত্মসংশোধনের জন্য তিনি সৃফীদের এমন 
কতকগুলো ঘটনা লিপিবদ্ধ করেছেন যা অনুকরণযোগ্য নয়, এমন কি ফিকৃ"হখ্স্থ 
অনুযায়ী এগুলো জায়েষ প্রমাণিত হওয়া কঠিন ব্যাপার ।২ এত সব ক্রুটি-বিচ্যুতি 
সত্তেও তিনি ইহ 'য়াউ’ল-‘উলুম-এর গুরুত্ব ও এর জনপ্রিয়তার স্বীকৃতি দিয়েছেন 
এবং স্বয়ং মিলহাভু'ল-কশসিদীন' নামে এর একটি সংক্ষিগ্ত-সারও লিপিবদ্ধ 
করেছেন। এতে তিনি আপত্তিকর বিষয়গুলো বাদ দিয়েছেন। কিন্তু এতে মূল 
গ্রন্থের প্রাণ ও প্রভাব খুব একটা অবশিষ্ট থাকে নি। 


ইমাম গাষালী ও “ইলমে কালাম 

ইমাম গাযালী বে) যেই ইজতিহাদী মেধা শক্তির অধিকারী ছিলেন তাতে তাঁর 
জন্য খুবই কঠিন ছিল যে, তিনি কেবল তাঁর পূর্বসূর জ্ঞানী-গুণীদের 
আলোচনা-পর্যালোচনা ও বিশ্লেষণের অনুকরণ করবেন, তাদের মুখপাত্র ও 
টীকাকার হিসাবে কাজ করবেন এবং কোথাও তার ব্যক্তিত্বের প্রকাশ ঘটবে না। 
দুর্ভাগ্য যে, চতুর্থ শতাব্দীর ইলমে কালামের মাহফিলও স্থবির ও অন্ধ আনুগত্যের 
শিকারে পরিণত হয়ে গিয়েছিল । আশ'আরীপন্থী কালামশান্ত্র গবেষণা ও বিশ্লেষণের 
ফলাফল এবং তাদের “আকীদা প্রমাণ করবার জন্য ইমাম আবুল হাসান 
আশ'আরী, ‘আল্লামা আবু বকর বাকিল্লানী প্রমুখ যে সব মুকন্দমা ও দলীল- 
প্রমাণাদি কায়েম করেছেন সেগুলো যেন হুবহু মেনে নেওয়া হয় এবং সেগুলো ভিন্ন 
অন্য কোন মুকদ্দমা ও দলীল-প্রমাণাদির সাহায্য যেন গ্রহণ না করা হয়। ইমাম 
গাযালী রে) স্বীয় রচনায় মুজতাহিদসুলভ ভঙ্গীতে ইসলামী উসূল ও “আকাইদের 
ওপর আলোচনা করেছেন এবং তা প্রমাণ করবার জন্য এমন কতকগুলো নতুন 
মুকদ্দমা ও দলীল-প্রমাণ পেশ করেছেন খা তার নিকট অধিকতর প্রভাবমণ্ডিত, 
কার্যকর, চিত্তাকর্ষক ও হৃদয়গ্রাহী ছিল। আন্নাহ্র গুণাবলী, নবুওত, মু'জিযা, 
শরীয়তের আরোপিত বিধানসমূহ, শাস্তি ও পূণ্য, বারযাখ ও কিয়ামত সম্পর্কে 
তিনি নবতর মুতাকাল্লিমসুলভ ভঙ্গীতে আলোচনা করেছেন এবং সে সব প্রমাণ 


১. আল-মুনতাজাম, ৯ম খণ্ড, ১৬৯ পৃ.; ২. প্রাগুক্ত। 


১৯২ সংঘামী সাধকদের ইতিহাস 


করবার জন্য তিনি অনেক মুতাকাল্লিমের ন্যায় সম্ভাবনা, সন্দেহ ও যৌক্তিক 
মুকদ্দমা ও ফলাফলের পরিবর্তে সাধারণের পক্ষে অধিক বোধগম্য ও তৃত্তিদায়ক 
প্রমাণাদি সরবরাহ করেছেন। এই পর্যায়ে তিনি পূর্বসূরী মুতাকাল্পিমদের পেশকৃত 
দলীল-প্রমাণ, ভাষা, পরিভাষা ও তাদের বিন্যাসের হুবহু অনুসরণ করেন নি। 
এভাবে তিনি নবরূপে আশ'আরী ‘ইলমে কালামের খিদমত আনজাম দেন যার 
জন্য আশ'আরীপন্থী মুতাকাল্লিমদের তীর প্রতি কৃতজ্ঞ থাকা উচিত এবং তার 
'আজীমুস্বান ধর্মীয় খিদমতের স্বীকৃতিও দেওয়া উচিত। কিন্তু যেহেতু কোথাও 
কোথাও তার মতের সাথে ইমাম আবুল হাসান আশণআরী ও তার নামকরা 
চিন্তানুকারিগণ (যার সঙ্গে স্বয়ং ইমাম নিজেও সম্পর্কিত ছিলেন) তার সেই ইলমে 
কালাম ও সেই সব মুকদ্দমা ও দলীলাদি সমর্থন করেন নি এবং সেটাকে পূর্ববর্তী 
বুযুর্গদের মত ও পথ থেকে তীর বিচ্যুতি বলেই আখ্যায়িত করেছেন। ইহ 'য়াউ*ল- 
“উলুম রচনা ও তার অস্বাভাবিক প্রচার ও জনপ্রিয়তা লাভের পর এই মসআলার 
ব্যাপারে আশ'আরীপন্থী 'আলিমদের মধ্যে কানাঘবধা অনেক বেড়ে যায় এবং 
অনেক লোকেরই মনে ইমাম সাহেবের “আকীদার ব্যাপারে নানা রকম সন্দেহ সৃষ্টি 
হতে থাকে। জনৈক নিষ্ঠাবান ভক্ত ইমাম সাহেবকে এ ব্যাপারে একটি চিঠি 
লেখেন এবং বিষয়টি সম্পর্কে তার নিজের মানসিক কষ্টের কথাও তুলে ধরেন। 
ইমাম সাহেব তাকে বিস্তারিত উত্তর দেন যা একটি স্বতন্ত্র পুস্তিকা 23,451 1.০১৪ 
২১১১৭1৩19০২) ৩ (ইসলাম ও ইসলামবিরোধী মতবাদের মধ্যে পার্থক্যের 
বিধান) নামে বিদ্যমান । পুস্তিকার শুরুতে তিনি লিখেছেন 8৪ ' 
ন্নেহধন্য ভাই! হিংসুকদের একটি দল আমার কতক রচনার (দীনের 
অন্তর্নিহিত রহস্যসমূহ সম্পর্কিত) ব্যাপারে সমালোচনা করছে এবং তারা মনে 
করছে যে, এগুলো বোধ হয় ইসলামের প্রাচীন মনীষী ও কালামশান্ত্রবিদদের 
স্বীকৃত মতের বিরোধী। তারা আরো মনে করছে যে, আশ'আরী “আকীদা 
থেকে চুল পরিমাণ সরে আসাটাও বুঝি কুফরী! এতে যে তুমি কষ্ট পাচ্ছ এবং 
তোমার মধ্যে অন্তর্জীলার সৃষ্টি হয়েছে সে ব্যাপারে আমি সম্যক অবহিত। কিন্তু 
প্রিয় ভাইটি আমার ! তোমার সবর করা উচিত । যেখানে রসূলুল্লাহ সো) নিজে 
গালি-গালাজ ও নিন্দা-ভ€সনা (১০৮৮) থেকে বাঁচতে পারেন নি, সেখানে 
আমি আর কোন্‌ ছার ? যে ব্যক্তির ধারণা এই যে, আশ“আরী, মু'তাধিলা, 
‘হাম্বলী অথবা এই জাতীয় কোন ফির্কার বিরোধিতা করা পরিষ্কার কুফরী-তার 
সম্পর্কে তুমি জেনে নাও যে, সে একজন অন্ধ সমর্থক (মুকাল্লিদ) ছাড়া কিছু 


ইমাম গাযালী রে) ১৯৩ 


নয়। তার সংস্কার ও সংশোধনে তুমি অনর্থক সময় নষ্ট করো না। প্রকৃতপক্ষে 
সমস্ত ধর্ম ও মযহাবের কোলামীদের) সাথে আশ'আরীদের মতভেদ পরিদৃষ্ 
হয়। এখন যদি কেউ দাবি করে যে, বিস্তারিত ও খুঁটিনাটি সকল বিষয়ে 
আশ'আরীদের অনুসরণ করা জরুরী এবং তাদের সামান্যতম বিরোধিতাও 
কুফরী, তবে তাকে জিজ্ঞেস কর, এটা কোথা থেকে প্রমাণিত হ'ল যে, সত্য 
শুধু আশ'আরীদের জন্যই নির্ধারিত এবং নাজাত শুধু তাদের অনুসরণের 
ওপরই নির্ভরশীল। যদি এমনটিই হয় তাহলে সম্ভবত তারা (ইমাম) 
বাকি ল্লানীকে কুফরীর ফতওয়া দেবে এজন্য যে, তিনি “বাক ণ' গুণের ব্যাপারে 
আশ'আরীদের সঙ্গে মতভেদ করেছেন এবং তীর ধারণা যে, তা (অর্থাৎ 
'বাকণ” গুণ) আল্লাহ্‌র এশী সত্তার অতিরিক্ত কোন গুণ নয়। এরপরও প্রশ্ন 
আর বাকি 'ল্লানীর সঙ্গে মতবিরোধের জন্য আশ“আরী কাফির হবেন না? তাদের 
ভেতর কেবল একজনের ক্ষেত্রে কেন সত্য সীমাবদ্ধ থাকবে? যদি বলা হয় যে, 
আশ'আরী অগ্রবর্তী, তাহলে আশ'আরীর তুলনায় মুতাবিলাপন্থীরা যে আরও 
অগ্রবর্তী ! তবে কি মু'ভাষিলাদেরকেই সত্যপন্থী হিসাবে স্বীকার করে নিতে 
হবে? যদি বাকি 'ল্লানীর ইমাম আশ'আরীর সঙ্গে মতভেদ করার অনুমতি থাকে 
তাহলে বাকি-ল্লানীর পরবর্তীতে যারা এসেছেন তারা কেন এই অধিকার থেকে 
বঞ্চিত থাকবেন এবং এক্ষেত্রে কোন একজনকেই কেন নির্দিষ্ট করা হবে ?১ 
“ইলমে কালামের ওপর মুজতাহিদসুলভ আলোচনা এবং এতে অনেক 
পরিবর্ধনের পর ইমাম গাযালী (র) স্বীয় সত্যপ্রিয়তা ও অভিজ্ঞতার ভিত্তিতে এই 
সিদ্ধান্তে উপনীত হন যে, ‘ইলমে কালামের ফায়দা খুবই সীমাবদ্ধ এবং কোন 
কোন মুহুর্তে এর ক্ষতি উপকারিতার চাইতেও বেশী । অধিকন্তু এটা এমন একটা 
ওষুধ- সুস্থ মন-মস্তি্ ও শান্ত স্বতাববিশিষ্ট লোকের যার কোন প্রয়োজন নেই। 
অপরদিকে যে বস্তু থেকে কোন মানুষই বেপরোয়া থাকতে পারে না তা হ'ল 
কুরআন মজীদ ও তার প্রমাণ-পদ্ধতি। এ থেকে সবাই নিজ নিজ অংশ লাভ করে 
এবং কেউই এ থেকে বঞ্চিত হয় না৷ ইমাম গাযালীর ভাষায় ৪ 
০19০1 Jie oxalSSU USI Sl এ ক 58৮5 ALJ ০1১51 US 
4৪6৬ GAT 404 01১41 2151 এ 9৩১58) 4১ ১৯৯৩ ML এ © 0৮০৪৪ 
LISI US CEs 5511 ১5806 51581 ing GSU ০৯১1৩ ৬৪০০ লীন! 
Lal Small ক তল 3৩ GAT Lp ০৩৯০৩ Boe 
১. 2353১1৩8981 O52 LEAT Lash 
সং্ামী সাধক-(১ম)-১৩ 


১৯৪ সংগ্রামী সাধকদের ইতিহাস 


কুরআনী প্রমাণ-পঞ্জী খাদ্যের ন্যায় ; মানুষ এ থেকে ফায়দা লাভ করে। আর 
মুতাকাল্লিমদের প্রমাণ-পঞ্জী ওঁষধের ন্যায় ; এর দ্বারা কেউ কেউ উপকার পায় 
বটে, তবে অধিকাংশ মানুষই এর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়, বরং বলা চলে, কুরআনী 
দলীল-প্রমাণের দৃষ্টান্ত পানির মত ৷ দুধের শিশু থেকে শুরু করে শক্তিশালী 
লোকটি পর্যন্ত সবাই এ থেকে সমভাবে উপকৃত হয় । আর বাদ বাকী দলীল- 
প্রমাণ (কালামশান্ত্রবিদদের) বিভিন্ন প্রকার খাদ্যের ন্যায় যদ্বারা কখনও 
শক্তিশালী মানুষ উপকার পায় ও কখনও অপকার এবং বাচ্চাদের তা আদৌ 
কোন কাজেই আসে না।৯ 
“ইলমে কালাম দ্বারা যে ক্ষতি হয় তার উল্লেখ করে তিনি বলেন £ 

১০ ১75 ২2১ লও Sly ALA 2 SE ১০৪০ ৮০ J 
Or JY moll ২০১০৭ ৮৪ ISH ২০৮০৯ 4০৪৩ SASS ES ১১০ pill 

+ 1১5০ ০০ ২2৯০1 
“ইলমে কালামের মাধ্যমে লোকের যে ক্ষতি হয় তার প্রমাণ স্বয়ং তার 
পর্যবেক্ষণ ও অভিজ্ঞতা । অভিজ্ঞতাসম্পন্ন লোক জানেন যে, যখন থেকে 
স্বৃতাকান্লিমের জন্ম হয়েছে এবং ‘ইলমে কালামের চর্চা শুরু হয়েছে তখন 
থেকেই যেন চিন্তা জগতে সব সুসিবত এসে নাযিল হয়েছে এবং মন্দের বিস্তার 
ঘটেছে। সাহাবীদের যুগ এই মন্দ থেকে মুক্ত ছিল।২ 


অধ্যাপনার জন্য পুনরায় অনুরোধ এবং ইমাম গাযালী কর্তৃক অক্ষমতা জ্ঞাপন 

৪৯৯ হি. যু'ল-ক ণ'দাহ মাসে ইমাম গাযালী রে) নিশাপুরের নিজামিয়া 
মাদ্রাসায় পুনরায় অধ্যাপনা শুরু করেন। এটা ছিল সঞ্জর সালজুকীর (মালিক 
শাহ্‌র পুত্র) রাজত্কাল ও ফখরু"ল-মুল্ক (নিজামু'ল্-মুল্‌্কের পুত্র)-এর প্রধান 
মন্্িত্বের যুগ । ফখরু'ল-মুল্ক ৫০০ হিজরীতে একজন বাতেনী কর্তৃক শাহাদত 
বরণ করেন। তার ওফাতের অল্লদিন পরেই ইমাম নিজামিয়া মাদরাসার অধ্যাপনা 
থেকে সরে আসেন এবং স্বীয় বাসভবন তুসে বসবাস করতে থাকেন। তিনি তীর 
বাসভবন সংলগ্ন স্থানে একটি মাদরাসা ও একটি খানকাহ্‌র ভিত্তি রাখেন এবং 
সেখানেই তালীম ও তরবিয়তে আত্মনিয়োগ করেন। 

৫০০ হিজরীতে সুলতান মুহাম্মদ ইবন মালিক শাহ নিজামু'ল-মুল্ক-এর জ্যেষ্ঠ 
পুত্র আহমদকে উধীরে আজম নিযুক্ত করলে তিনি ইমাম সাহেবকে পুনরায় 
বাগদাদে ডেকে আনতে মনস্থ করেন। কেননা শূন্য পদ পূরণ করা হলেও 
১. ইলযামু'ল-*আওয়াম “আন ইলমিল-কালাম, ২০ পৃ. । 


২. প্রাগুক্ত । 


ইমাম গাষালী (র) ১৯৫ 


প্রকৃতপক্ষে নিজামিয়া মাদরাসায় ইমাম গাযালীর পদটি শূন্যই ছিল। কেননা 
ইমামের স্থলাভিষিক্ত হতে পারেন এমন লোক তৎকালীন মুসলিম জাহানে বলতে 
গেলে কেউ ছিলেনই না। মাদরাসা নিজামিয়া ছিল 'আব্বাসীয় সাম্রাজ্যের সৌন্দর্য 
এবং বাগদাদের সন্ত্রম ও মর্যাদার প্রতীক । ইমামের শুন্যতাজনিত ক্ষতির অনুভূতি 
সকলেরই ছিল। খলীফার দরবারেও প্রস্তাব উত্থাপিত হয় যে, ইমাম গাখালী ' 
(র)-কে মাদরাসা নিজািয়ায় পুনরায় ফিরিয়ে আনা হোক। উষীরে আ'জম 
কণওয়ামুদ্দীন নিজামু'ল-সুল্ক স্বয়ং পত্র লিখেন এবং তাতে দরবারে খিলাফতের 
সমস্ত সদস্যের দস্তখত ছিল । তাতে বলা হয়েছিল, “খিলাফতের ও সালতানাতের 
সদস্য ও অমাত্যবর্গ সকলেই ইমাম সাহেবের শুভ পদার্পণের জন্য অধীর আগ্রহে 
অপেক্ষা করছেন।” আহমদ ইবৃন নিজামু’ল-মুল্ক স্বয়ং ইমাম সাহেবকে যে চিঠি 
লিখে ছিলেন তার মোদ্দা কথা ছিল ৪ 
যদিও আপনি যেখানেই তশ্রীফ রাখবেন সেই স্থানই সাধারণের শিক্ষাগারে 
পরিণত হবে, কিন্তু আপনি যেরূপ ‘মুক 'তাদায়ে 'আওয়াম" তাতে আপনার 
অবস্থানস্থল সেই শহরই হওয়া উচিত যা ইসলামী বিশ্বের কেন্র ও কিবলাগাহ . 
এবং যেখানে গোটা বিশ্বের প্রতিটি অংশের লোক খুব সহজে পৌছুতে পারে। 
আর এমন জায়গা হচ্ছে শুধু দারু"স-সালাম বাগদাদ । 
ইমাম সাহেব এসব চিঠি-পত্র ও সরকারী ফরমানের জবাবে একটি দীর্ঘ পত্র 
লেখেন এবং বাগদাদে না আসবার পক্ষে অনেকগুলো ওষর পেশ করেন। 
সেগুলোর একটি হ'ল ৪ 
এখানে (তুস নগরীতে) দেড় শ' কার্যক্ষম ছাত্র “ইল্‌ম হাসিলে মগ্ন । তাদের 
পক্ষে বাগদাদ যাওয়া কঠিন। দ্বিতীয়ত, আমি যখন প্রথমে বাগদাদে ছিলাম 
তখন আমার পরিবার-পরিজন বলতে কেউ ছিল না। এখন আমার 
ছেলেমেয়ের কোলাহল-কোন্দল লেগেই আছে। তাদের পক্ষে দেশ ত্যাগের 
ধকল সহ্য করা কঠিন । তৃতীয়ত, আমি মকামে খলীল-এ প্রতিজ্ঞা করেছি যে, 
আমি আর কখনও তর্ক-বিতর্ক ও আলোচনা-সমালোচনায় যাব না, আর 
বাগদাদে আলোচনা-সমালোচনা ও তর্ক-বিতর্কে যাওয়া ছাড়া গত্যত্তর থাকবে 
না। এছাড়াও আমাকে খলীফার দরবারে সালাম দিতে হাযির হতে হবে। আর 
এ আমি সহ্য করতে পারব না। সব থেকে বড় কথা হ’ল, আমি কোন প্রকার 
রতন কিংবা ভাতা গ্রহণ করতেও পারব না, অথচ বাগদাদে আমার খোরপোষ 
চলার মত স্থাবর-অস্থাবর কোন সম্পত্তিই নেই। 
মোট কথা, খিলাফত ও সালতানাতের পক্ষ থেকে বহু আহ্বান-অনুরোধ 


১৯৬ সং্ঘামী সাধকদের ইতিহাস 


আসে, কিন্তু ইমাম সাহেব পরিষ্কার ভাষায় তা অস্বীকার করেন এবং নিরাপদ ও 
নিরিবিলি স্থান পরিত্যাগ করতে অসম্মতি জানান ।৯ 


বাকী জীবন ও মৃত্যু 

ইমাম গাযালী (র) বাকী জীবন জ্ঞান ও ধর্ম সাধনায় কাটিয়ে দেন। তার 
ভেতর তখনও ছাত্রসুলত অনুপ্রেরণা বাকী ছিল। তিনি প্রথম জীবনে হাদীছের 
দিকে তেমন মনোনিবেশ করতে পারেন নি, যেমনটি বুদ্ধিবৃত্তিক ও কতক ধর্মীয় 
জ্ঞানের ক্ষেত্রে পেরেছিলেন। শেষ যুগে তিনি তার এই ঘাটতি পূরণের দিকেই 
মনোনিবেশ করেন। তিনি হাফিজ ওমর ইব্‌ন আবি'ল-হাসান আর. রিওয়াসী 
নামক জনৈক মশহুর মুহাদ্দিছকে নিজের কাছে মেহমান হিসাবে রেখে তার 
নিকটই সহীহ বুখারী ও সহীহ মুসলিম শরীফের দরস নেন এবং সনদ হাঁসিল 
করেন। মোট কথা, তীর শেষ জীবনটি হাদীছের গভীর অধ্যয়ন ও গবেষণার 
ভেতরই কাটে । ইব্‌ন 'আসাকির বলেন ৪ 

All ag sible ste UL ৯০৭ LSS এও 

১0901 ২৯৯০৯ ol plas sl gall 21055৪ 

তীর জীবনের শেষ কর্ম ছিল এই যে, তিনি হাদীছে নববী (সা)-এর দিকে 

পরিপূর্ণর্ূপে মনোনিবেশ করেন, হাদীছশান্ত্রের ইমামদের সান্নিধ্য অবলম্বন 

করেন এবং হাদীছের দু’টি বিশুদ্ধ গ্রন্থ বুখারী ও মুসলিম অধ্যয়ন করেন যা 

ইসলামের দলীলরূপে গৃহীত।২ 

ইন্তিকালের এক বছর পূর্বে ৫০৪ হিজরীতে তিনি “আল-যুস্তাসফা" নামক 
হয়।* এই গ্রন্থের প্রতি ‘উলামায়ে কিরামের দৃষ্টি বিশেষভাবে আকৃষ্ট হয়। এটিই 
ছিল তীর শেষ গ্রন্থ। 

ইমাম গাযালী রে) তাহিরান নামক স্থানে ১৪ই জমাদিউন্ল-উখরা, ৫০৫ 
হিজরীতে ৫৫ বছর বয়সে ইন্তিকাল করেন এবং সেখানেই তাকে দাফন করা হয়। 
ইব্‌নে জওষী রে) তার ইনতিকালের ঘটনা তারই ভাই আহমদ গীযালীর বরাতে 
২. তাবঈন কিষ“বু'ল-মুফতারা-২৯৬ পৃ. । 
৩. এই তিনটি কিতাব যাকে উসুলে ফিক 'হ-এর ‘তিনটি স্তম্ভ’ মনে করা হয়, তা হচ্ছে আবুল 


হুসায়ন বসরীর আল-মু‘তামিদ, ইমামু*ল-হ শরামায়ন-এর-“আল-বুরহান” ও ইমাম গাযালীর 
'আল-মুস্তাস ফা’ । 


ইমাম গাযালী (র) ১৯৭ 


এভাবে বর্ণনা করেছেন : 
সোমবার দিন তিনি ভোরবেলা ঘুম থেকে ওঠেন। ওযু করে সালাত আদায় 
করেন। এরপর কাফনের কাপড় চেয়ে পাঠান এবং তা চোখের সঙ্গে ঠেকিয়ে 
বলেন, “প্রভুর নির্দেশ অবনত মস্তকে মেনে নিচ্ছি।” এই বলে দু'পা ছড়িয়ে 
দেন। এর পর লোকেরা দেখতে পেল, তীর প্রাণ-পাখী দেহ পিঞ্জর ছেড়ে দূর 
নীলাকাশের পথে পাড়ি জমিয়েছে। ১ 


ইমাম গাযালী (র)-এর দু’টি বিশেষ বৈশিষ্ট্য 
ইমাম গাযালী (র)-এর দু'টি বৈশিষ্ট্য বিশেষভাবে উল্লেখযোগ্য আর তা হচ্ছে 
ইখলাস নিষ্ঠা) ও উচ্চাকাজ্ফা । তীর ইখলাসের স্বীকৃতি শক্র-মিত্র সবাই দিয়েছে 
এবং তীর রচনার প্রতিটি শব্দ থেকেই উদ্ভাসিত হয়েছে। শায়খু*ল-ইসলাম ইমাম 
ইবনে তায়মিয়া (র), যদিও তীর অন্যতম সমালোচক এবং বহু বিষয়ে তাঁর সাথে 
দ্বিমত পোষণ করেন, তাকে একজন মহান যুখলিস (নিষ্ঠাবান) হিসাবে গণ্য 
করেছেন । ভার রচিত গ্রন্থাদি জনপ্রিয় হবার মুল কারণও ছিল এই ইখলাস । এই 
ইখলাসই তীকে জ্ঞান জগতের শাহী মসনদ পরিত্যাগ, বছরের পর বছর 
মরু-ময়দান ও উন্মুক্ত বিয়াবান অতিক্রম, শাহী দরবারের উপর্যুপরি আহ্বান ও 
একান্তিক অনুরোধ এবং সে যুগের সর্বোচ্চ সন্মান ও মর্যাদা উপেক্ষা করার শক্তি 
যোগায় এবং পরমুখাপেক্ষীহীন করে রাখে । তিনি এক স্থানে লিখেছেন, 
“সিদ্দীকদের অন্তর থেকে সর্বশেষ যে জিনিসটি বের হয় তা হচ্ছে জীকজমক ও 
পদমর্ধাদা-প্রীতি।” তীর শেষ জীবন সাক্ষ্য দেয়, তিনি নিশ্চিতভাবেই এই মকামে 
পৌছুতে পেরেছিলেন । 
উচ্চাকাজ্ষা ছিল তীর জীবনের বিশেষ প্রতীক । তিনি ইল্ম ও ‘আমলের 
গণ্ডীর মধ্যে স্বীয় যুগের মান এবং আপন সমসাময়িকদের কোন মার্গেই সন্তুষ্ট ও 
তৃপ্ত থাকেন নি। তিনি “ইল্‌ম ও ‘আমলের যেই উন্নত মার্গেই পৌছেছেন সেখানেই 
তীর কানে যেন এ আওয়াজ এসে গুঞ্জরিত হয়েছে, ০১৮১ ১০৬১ 19585 42 1৯৪০৪ 
“মুসাফির ! এ তোমরা বাসা (শেষ লক্ষ্যস্থল) নয়।” 
জ্ঞানের ক্ষেত্রেও তিনি স্বীয় যুগের ও আপন সমসাময়িকদের 
চাইতে অনেক উন্নতমানের ছিলেন! ফিক্‌'হ ও উসূলে ফিক্‌ 'হ-এর ক্ষেত্রে তিনি যা 
ভাষ্য রচনায় মশগুল ছিলেন। অতঃপর তিনি স্বীয় যুগের প্রথা, রীতি ও ধর্ম জ্ঞানে 


eh 
১, ইতহাফ আস-সাদাতু'ল-মুস্তাকীন-ইহ 'য়াউ'ল-উলুম-এর শরাহ, ১১-১২ পৃ. । 


১৯৮ সংগ্রামী সাধকদের ইতিহাস 


সুপগ্তিদের নিয়মের বাইরে বুদ্ধিবৃত্তিক জ্ঞানের দিকেও মনোনিবেশ করেন এবং 
যুক্তিশান্্র তথা দর্শন এমনভাবে অধ্যয়ন করেন, যা ছিল কাযী আবূ বকর 
ইবনু'ল-‘আরাবীর মতে দর্শনের মর্মমূল ও দার্শনিকদের জন্য বিস্বয়। অতঃপর 
তিনি সে সবের আলোচনা ও প্রত্যাখ্যানে এমন সব গ্রন্থ প্রণয়ন করেন যদ্বারা 
শতাব্দীকাল পর্যন্ত জ্ঞান জগত প্রকম্পিত থাকে। 

‘আমলের ক্ষেত্রে বলা যায়, তিনি মেধা, জ্ঞান, চরিত্রগত ও আধ্যাত্মিক উন্নতি 
ও পরিপূর্ণতার কোন একটি দিকও উপেক্ষা করেন নি। জ্ঞানের ক্ষেত্রে গভীরতা, 
ব্যাপকতা ও কামালিয়াত (পরিপূর্ণতা) লাভের সঙ্গে সঙ্গে তিনি সে যুগের একজন 
মুখলিস ও দৃষ্টিমান শায়খ-ই-তরীকত শায়খ আবূ “আলী ফারমাদীর মূ. ৪৭৭ 
হি.) হাতে বায়‘আত গ্রহণ করেন এবং “ইলমে তাসাওউফও হাসিল করেন। এ 
পথে তিনি তীর সর্বস্ব বিলিয়ে দিয়ে ঈঙ্িত লক্ষ্যে গিয়ে পৌঁছেন এবং পরম 
সন্তোষ ও তৃপ্তি লাভ করেন। 

সংস্কার ও বিপ্লব (ইসলাহ্‌ ও ইনকিলাব)-এর ক্ষেত্রে তিনি কেবল গ্রন্থ রচনা ও 
পুস্তক প্রণয়নের মধ্যেই নিজের প্রচেষ্টাকে সীমাবদ্ধ রাখেন নি, বরং একটি নবতর 
ইসলামী সাম্রাজ্যের ভিত্তি স্থাপনেও সক্রিয় ভূমিকা পালন করেন। মাওলানা শিবলী 


ইমাম-সাহেবের মনে সান্তনা ছিল না। তিনি দেখেছিলেন, বর্তমান 
সাস্নাজ্যগুলোর গোড়াতেই গলদ রয়ে গেছে এবং এর মুল বিকৃত হয়ে গেছে। 
যতক্ষণ পর্যন্ত না ইসলামের মূলনীতি মাফিক একটি নতুন সাম্রাজ্যের পত্তন 
করা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আসল লক্ষ্য হাসিল হবে না। কিন্তু রিয়াযত, 
সুজাহাদা ও মুরাকাবার কারণে তার এতটা ফুরসত ও অবসর ছিল না যে, 
তিনি এই বিরাট কাজে আত্মনিয়োগ করেন। ঘটনাক্রমে ইহ 'য়াউ'ল-“উলুম 
প্রকাশিত হওয়ার পর ৫০১ হিজরীতে তা স্পেনে পৌছুতেই স্পেনের বাদশাহ্‌ 
‘আলী ইবন ইউসুফ ইবন তাশফীন ইঈর্ধাকাতর ও সংকীর্ণ মানসিকতার বশবর্তী 
হয়ে উক্ত গ্রন্থটি জ্বালিয়ে ফেলার নির্দেশ দেন।১ অত্যন্ত নির্মম ও নিষ্ঠুরতার 
সঙ্গে এ আদেশ পালিত হয়। ইমাম সাহেব ব্যাপারটি জানতে পেরে খুবই 
মর্মাহত হন। সে সময়ই স্পেন থেকে মুহাম্মাদ ইবন “আবদুল্লাহ্‌ তৃমার্ত নামক 
এক যুবক ইমাম সাহেবের খিদমতে “ইল্ম হাসিলের জন্য আসেন। তিনি 
ছিলেন এক স্ত্তান্ত বংশের লোক। তার পিতা-পিতামহসহ সকল পূর্বপুরুষই 
স্বাধীনতা-প্রিয় ও দৃঢ় মনোবলের অধিকারী ছিলেন। ইমাম সাহেবের খিদমতে 


১. শরাহ ইহ রাউ'ল-উলূম। 


ইমাম গাযালী (র) ১৯৯ 


থেকে তিনি সর্জ্ঞানে সুপপ্ডিত হয়ে ওঠেন এবং স্বীয় ব্যক্তিগত উচ্চাকাঙখার 
কারণেই হোক কিংবা ইমাম সাহেবের সাহচর্ষে থাকার বদৌলতেই হোক, 
নতুন সাম্রাজ্যের ভিত্তি স্থাপনের সংকল্প গ্রহণ করেন। ইমাম সাহেবের সামনে 
তিনি এর পরিকল্পনা পেশ করেন। ইমাম সাহেব নিজেই একটি ন্যায় ও 
সুবিচারমূলক সাম্রাজ্যের অভিলাষী ছিলেন বিধায় এ পরিকল্পনা তিনি 
অনুমোদন করেন। কিনতু প্রথমেই তিনি জানতে চান, এ ধরনের বিরাট দায়িত্ব 
আঞ্জাম দেবার মত উপকরণ তার আছে কিনা । মুহাম্মাদ ইবন 'আবদুল্লাহ১ 
ইমাম সাহেবকে এ ব্যাপারে আশ্বস্ত করলে পর তিনি সন্তুষ্ট চিত্তে তার 
পরিকল্পনা অনুমোদন করেন। “আল্লামা ইবৃনে খলদুন এ ঘটনা সম্পর্কেই 
লিখেছেন ৪ 


(140০ ssl ১১৬০৯ ৬৪ Loy 11১৯1 ala Gl yey চি কও 


১1 53৬৪৩ Usd ILA ০৯০৪৪ 3০৮৪ ০৩৪ LN 45895 
Lolli 41 ০৮৪ 41759) ৬৪ Ul SU cola SLL 


তিনি SEES SE) 

১, মুহাম্মাদ ইবন ‘আবদুন্লাহ এক বিরাট সাম্রাজ্য কায়েম করেন এবং ইমাম গাযালী (র) যে নীতি ও আদর্শ 
চাইতেন তিনি ঠিক ভাই প্রতিষ্ঠিত করেন। আমরা তার একটি সংক্ষিপ্ত বিবরণ ইব্নু'স-সুবকীর 
‘ত শবাকণতু'শ-শাফিইয়্যা' থেকে উদ্ধৃত করছি, “মুহাম্মাদ ইবন ‘আবদুল্লাহ্‌ দূর পাশ্চাত্যের মেরক্কোর) 
অধিবাসী ছিলেন। প্রথমে নিজ জন্মভূমিতেই লালিত-পালিভ ও বর্ধিত হন । অতঃপর প্রাচ্য ভূ-খণ্ড 
সফর করেন এবং ফিকৃ"হ ও ‘ইলমে কালাম শিক্ষা করেন। তিনি খুবই পরহ্যেগার, “আবেদ ও অল্পে 
তুষ্ট ছিলেন। অধ্যয়নের কাজ সমাপ্তির পর তিনি সৎ কাজে আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধের 
ক্ষেত্রে কোমর বেঁধে আত্মনিয়োগ করেন। তিনি প্রথমে মিসরে গিয়ে জনসাধারণকে বিভিন্ন অন্যায় ও 
গর্হিত কার্যকলাপ থেকে বিরত রাখতে চেষ্টিত হন। এতে লোকজন তার শক্র হয়ে দাড়ায় এবং তাঁকে 
শহর থেকে বের করে দেয়। তিনি মিসর থেকে আলেকজান্তরিয়া যান এবং সেখানে কিছুদিন অবস্থানের 
গর পশ্চিমে আফ্রিকার দিকে রওয়ানা হন। ৫০৫ হিজরীতে তিনি মাহদিয়া পৌছে স্বীয় মিশনে পুনরায় 
মগ্ন হয়ে পড়েন। 
তিনি সেখান থেকে রওয়ানা হয়ে বিজায়া ও বিজায়া থেকে মরকো যান। সেখানেও তিনি অত্যন্ত 
নির্ভীকতাবে আমরু বি'ল-মা'বাফ-এর খিদমত আনুজাম দেন, এমন কি খোদ শাহী খান্দানের সঙ্গেও 
এ ব্যাপারে তিনি মুখোমুখি হন। তখনকার বাদশাহ “আলী ইবন ইউসুফ তাশফীন তাকে দরবার 
ডেকে পাঠান। দরবারের “আলিমগণ তাকে বলেন, “এমন একজন ন্যায়-বিচারক ও ইনসাফকারী 
বাদশাহর ছকুমতের প্রতি আপনার অসন্তোষের কারণ কিঃ” মুহাম্মাদ ইবন "আব্দুল্লাহ অত্যন্ত জোশের 
সঙ্গে বলেন, “আপনারা কি অস্বীকার করতে পারেন, এ শহরের প্রকাশ্যে মদের ক্রয়-বিক্রয় হয় না ? 
য়াতীমের সম্পদ কি জোরপূর্বক ও অন্যায়ভাবে ছিনিয়ে নেওয়া হয় না?" তার এই আবেগময় 
বক্তৃতায় উপস্থিত সকলে, এমন কি বাদশাহ্‌ও প্রভাবিত হন। তার চোখেও অশ্রু দেখা দেয়। মুহান্রান 
মরক্কো থেকে বেরিয়ে আগিম্মাতে যান এবং ক্রমান্বয়ে একটি বিরাট দল তাঁকে অনুসরণ করে। 
অতঃপর তায়মাল নামক স্থানে যান এবং মুসামিদা কবিলার সহযোগিতায় একটি নতুন সাম্রাজ্য 
স্থাপনের প্রচেষ্টা চালান ও তাতে সফলকাম হন। 


২০০ সম্্রামী সাধকদের ইতিহাস 


8১০0৩ SLY Ug L383 AIL 
লোকের ধারণা যে, তিনি (মুহাম্মাদ ইবন ‘আবদুল্লাহ্‌ তুমার্ত) ইমাম আবূ 
হামেদ আল-গাযালীর সঙ্গে মিলিত হন এবং তীর সঙ্গে স্বীয় অন্তরের অভিপ্রায় 
সম্পর্কে আলোচনা করেন। ইমাম সাহেব তীর সে অভিপ্রায় সমর্থন করেন। 
কেননা সে যুগে ইসলাম সারা বিশ্বে দুর্বল থেকে দুর্বলতর হতে চলেছিল এবং 
এমন কোন সুলতান বর্তমান ছিলেন না যিনি গোটা মুসলিম উম্মাহকে একত্র 
করতে পারেন এবং দীন ও ইসলাম কায়েম রাখতে পারেন। কিন্তু প্রথমেই 
ইমাম সাহেব জানতে চান, তার কাছে এতটা সাজ-সরঞ্জাম ও জনশক্তি আছে 
কিনা যদ্বারা প্রভাব-প্রতিপত্তি ও নিরাপত্তা লাভ করা যায়। 
মোট কথা, মুহাম্মাদ ইবন “আবদুল্লাহ্‌ সৎ কাজে আদেশের প্রতীক হিসাবে 

একটি নতুন সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেন যা দীর্ঘদিন কায়েম ছিল। এই 
শাসকদের “মুওয়াহ্হিদীন' নামে অভিহিত করা হ'ত । ‘আলী ইবন ইউসুফ-এর 
রাজ্যে শক্তি প্রয়োগ, সীমা লংঘন ও বাড়াবাড়ি খুবই বিস্তার লাভ করেছিল । 
ফৌজের সদস্যরা প্রকাশ্যে জনসাধারণের বাড়ী-ঘরে ঢুকে পড়ত এবং সতী-সাধ্নী 
রমণীদের সন্ত্রম নষ্ট করত। “আলী ইবন ইউসুফ-এর খান্দানে অনেক কাল ধরে 
এই উল্টো নিয়ম চলে আসছিল যে, পুরুষেরাই মুখে ওপর নেকাব পরত এবং 
মহিলারা মুখ খোলা অবস্থায়ই চলাফেরা করত। এসব লোককে 'মিলছামীন" 
(৬০4) বলা হ'ত। মুহাম্মাদ ইবৃন তূমার্ত প্রথমে এ দুটি বিদ“আত উচ্ছেদের 
জন্য বিরাট আন্দোলন শুরু করেন। এরই ফলশ্রুতিতে “মিলছামীন”-এর হুকুমত 
ধ্বংসপ্রাপ্ত হয় এবং প্রতিষ্ঠিত হয় এক নতুন সাগ্রাজ্য। মুহাম্মাদ ইবন তুমার্ত স্বয়ং 
সিংহাসনে অধিষ্ঠিত হওয়ার ব্যাপারে মোটেই আগ্রহী ছিলেন না। তাই তিনি 
“আবদুল মু'মিন নামক একজন যোগ্য লোককে সিংহাসনে বসান। 

“আবদুল মু'মিন ও তীর খান্দান যে পদ্ধতি ও যেই কাঠামোতে রাজ্য শাসন 
করেন তা হুবহু সেই মূলনীতি মাফিক ছিল যা ইমাম গাযালী (র) চেয়েছিলেন। 
ইবনে খলদুন তার “আখবারে বারবার” নামক গ্রন্থের তৃতীয় অধ্যায়ে “আবদুল 
মু'মিন ও তার সন্তান-সন্ততি সম্পর্কে লিখেছেন: 

তার হুকুমতে “আলিম-*উলামাকে সম্মান করা হ'ত, যাবতীয় ঘটনা ও 

পারস্পরিক ব্যাপারে পরামর্শের ভিত্তিতে কাজ করা হস্ত। ফরিয়াদীর ফরিয়াদ 

শোনা হ'ত। যদি কোন সরকারী কর্মচারী কোন প্রজার ওপর কখনো জুলুম 
করত তাহলে তাকে কঠিন সাজা দেওয়া হস্ত । অত্যাচারী জালিমের হাত যেন 


ইমাম গাযালী রে) ২০১ 


ভেঙে দেওয়া হয়েছিল৷ শাহী চত্রেই মসজিদ নির্মাণ করা হয়। সকল 
যুরোপীয় সীমান্ত, যেখানে আক্রমণের আশংকা ছিল, সামরিক শক্তি দ্বারা 
মযরুত করা হয়। ক্রমেই যুদ্ধ এবং উপর্ূপরি বিজয়ের দিগন্ত প্রসারিত হতে 
থাকে। 


মুসলিম বিশ্বে ইমাম গাযালী (র)-এর প্রভাব 

মুসলিম বিশ্বের ওপর তীর জ্ঞানগত ও “আমলী কামালিয়াত এবং তীর 
শক্তিশালী ও সামগ্রিক ব্যক্তিত্বের গভীর প্রভাব পড়ে। তীর যুগোত্তীর্ণ 
রচনাবলী ও আলোচনাসমূহ পণ্ডিত মহলে মানসিক বিপ্লব ও স্বাধীন চিন্তাধারার 
সৃষ্টি করে। ইসলামের যে কতিপয় ব্যক্তিত্ব শতাব্দীর পর শতাব্দী ধরে মুসলিম 
বিশ্বের দিল্‌ ও দিমাগ মেন ও মস্তিষ্ক) এবং জ্ঞান ও চিন্তার জগতকে আচ্ছন্ন করে 
রেখেছিল ইমাম গাযালী রে) তীদের অন্যতম । তাঁর ব্যক্তিত্বের প্রভাব, জ্ঞানের 
উচ্চমান, রচনাবলীর গুরুত্ব শক্রমিত্র সকলেই স্বীকার করে নিয়েছেন। শত 
ইনকিলাবের পরও তীর ‘নাম ও কাম’ আজও জীবিত। তীর রচনাবলীর একটি 
বিরাট অংশ আজও জনপ্রিয় । পাঠকের মনকে এখনও তা নাড়া দেয়, প্রভাবিত 
করে। 
সাধারণ দা'ওয়াত ও উপদেশ প্রদানের আবশ্যকতা এবং 
সাধারণ সংস্কার ও বাগদাদের দা“ঈ 

ইমাম গাযালী (র)-এর ব্যক্তিত্ব ও তীর জ্ঞানগত ও সংস্কারমূলক কার্যাবলীর 
প্রভাব নিঃসন্দেহে উল্লেখযোগ্য! এতদৃসত্ত্বেও সাধারণ দাওয়াত ও উপদেশ 
প্রদানের আবশ্যকতা বাকি ছিল। কেননা বিরাট সংখ্যক মুসলমান তখন জ্ঞানগত 
সন্দেহ, চারিত্রিক দুর্বলতা, “আমলের ক্ষেত্রে উদাসীনতা, ক্রটি-বিচ্যুতি ও মূর্খতার 
শিকারে পরিণত হয়ে গিয়েছিল । সত্র এর প্রতিকারের প্রয়োজন ছিল। এজন্য 
তাৎক্ষণিকভাবে এমন একজন যাদুকরী বক্তৃতা শক্তির অধিকারী খতীব (বক্তা, 
ধর্মোপদেশ প্রদানকারী) ও বুলন্দ রূহানী ব্যক্তিত্বের প্রয়োজন ছিল, গণমানুষের 
সঙ্গে ধীর নিবিড় সম্পর্ক রয়েছে এবং যিনি স্বীয় দা'ওয়াত, ওয়া'জ-নসীহত, 
আত্মার পরিশুদ্ধি ও সংক্কার-সংশৌধন (তাযকিয়া ও ইসলাহ) দ্বারা গোটা মুসলিম 
জনজীবনে ধর্মীয় রূহ" ও নতুন ঈমানী যিন্দেগী পয়দা করতে সক্ষম। স্বেচ্ছাচারী 
সরকারগুলো চার শ’ বছর পর্যন্ত মুসলমানদের নৈতিক চরিত্র কলুষিত করে 


১. আল-গাষালী, ১১৬-১৭ পৃ. । 


২০২ সংগ্রামী সাধকদের ইতিহাস 


ফেলেছিল এবং তাদের মধ্যে এমন একটি শ্রেণীর সৃষ্টি হয়েছিল যাদের জীবনের 
একমাত্র উদ্দেশ্য ও লক্ষ্যই ছিল সম্পদ, সম্মান ও পদমর্যাদা লাভ। “আকীদার দিক 
দিয়ে যদিও তারা আল্লাহ্‌ ও আখিরাতের অস্বীকারকারী ছিল না, কিন্তু কার্যত ছিল 
আল্লাহবিম্থৃত, পারলৌকিক জীবন সম্পর্কে গাফিল এবং আরাম-আয়েশ ও 
বিলাসিতায় মত্ত। অনারব তাহ্যীব-তমদ্দুন তখনকার মুসলিম সমাজ জীবনকে 
আচ্ছাদিত করে ফেলেছিল এবং অনারব আচার-অনুষ্ঠান ও জাহিলী রসম-রেওয়াজ 
মুসলিম জীবনের অপরিহার্য অঙ্গে পরিণত হয়েছিল। বিজয়ী জাতি হিসাবে 
মুসলমানদের জীবন মান খুবই সমুন্নত হয়ে গিয়েছিল । মধ্যবিত্ত শ্রেণী আমীর- 
উমারাদের পদাংক অনুসরণ করে চলেছিল এবং জনসাধারণ ও শ্রমজীবী মানুষ 
মধ্যবিত্তের শ্রেণী-চরিত্র ও আচার-অভ্যাস দ্বারা প্রভাবিত হচ্ছিল। জীবিকার 
উপায়-উপকরণ যাদের হাতে ছিল তারা তা অন্যায় পথে খরচ করে আমোদ- 
ফুর্তিতে মত্ত ছিল। আমীরানা ঠাট থেকে যারা বঞ্চিত ছিল, তারা দারুন মনঃকষ্টে 
ভুগছিল এবং নিজেদের চতুষ্পদ জন্তুর চেয়েও ভাগ্যহীন ভাবছিল। সম্পদশালী 
লোকের থেকে আত্মত্যাগ, সহানুভূতিবোধ, সংবেদনশীলতা ও কৃতজ্ঞতাবোধের 
প্রেরণা দূরে সরে গিয়েছিল । দুর্দশাগ্রস্ত ও মেহনতী মানুষ ধৈর্য, আত্মতুষ্টি, য়াকীন 
ও আত্মবিশ্বাস থেকে বঞ্চিত হতে চলেছিল । এভাবে তাদের জীবন ছিল গভীর 
সঙ্কটে নিপতিত ৷ সে মুহূর্তে অবশ্যই এমন একটি দাওয়াতের প্রয়োজন ছিল যা 
পার্থিব কামনা-বাসনার সংকট কমিয়ে দেবে, ঈমানকে পুনরুজ্জীবিত করবে, 
ভেতর আকাঙ্কার সৃষ্টি করবে, আল্লাহ্‌ তা'আলার সতিকার পরিচয় মো'রিফত), 
তীর বন্দেগী ও রিযামন্দীর ক্ষেত্রে উন্নত মনোবল ও দৃঢ় হিন্মতের সঙ্গে কাজ করার 
অনুপ্রেরণা যোগাবে, পরিপূর্ণ তওহীদ (তওহীদ-ই কামিল)-কে পরিষ্কারভাবে বর্ণনা 
করবে এবং দুনিয়াদার ও বিভ্ত-সম্পদের অধিকারী লোকদের গুরুতৃহীনতা ও 
পার্থিব উপায়-উপকরণের অসারতাকে খোলাখুলিভাবে সর্বসমক্ষে তুলে ধরবে । 


একজন দা“ঈ-র জ্ঞানগত যোগ্যতা 

হিজরী পঞ্চম শতাব্দী ইসলামের ইতিহাসে জ্ঞন-বিজ্ঞান ও বিভিন্ন শাস্ত্রের 
উন্নতির ক্ষেত্রে একটি স্বর্ণ যুগ । এ যুগে ধর্মীয়, বুদ্ধিবৃত্তিক ও সাং ক্ষেত্রে বড় 
বড় পণ্ডিত ব্যক্তির আবির্ভাব হয়েছে। এ শতাব্দীরই শেষভাগে “আল্লামা আবূ 
ইসহাক শীরাধী (মৃ. ৪৭২ হি.) ও ইমাম গাযালী (মৃ. ৫০৫ হি.)-এর মত 
ধৃতিভাধর বিজ্ঞ ও শাস্বজ্ঞ পণ্ডিত, আবুল ওয়াফা ইবনে “আকীল (মৃ. ৫১০ 


ইমাম গাযালী (র) ২০৩ 


হি.)-এর ন্যায় ফকীহ ও মুহাক্কিক ‘আলিম, ‘আবদুল কাহির জুরজানী (মৃ. ৪৭১ 
হি.)-এর মত মুজতাহিদ, আবু যাকারিয়া তাবরীযী (মৃ. ৫০২ হি.)-এর মত 
আভিধানিক ও বৈয়াকরণ, আবুল কাসিম হারীরী (৫১৬ হি.)-এর মত নবতর 
মন-মেযাজ ও রুচির ওপর রাজত্ব করেছেন। প্রতিভাপূর্ণ এই যুগে বাগদাদের মত 
শস্য-শ্যামল উর্বর ভূমিখণ্ডে মর্যাদাপূর্ণ ধর্মীয় খিদমতের জন্য এবং মানুষের 
মন-মানসিকতা ও প্রকৃতির মোড় পরিবর্তনের জন্য উন্নত মানের জ্ঞানগত 
যোগ্যতা ও সামগ্রিক ক্ষেত্রে পরিপূর্ণতার অধিকারী এমন এক ব্যক্তিত্বের প্রয়োজন 
ছিল, যিনি সে যুগের প্রচলিত জ্ঞান-বিজ্ঞানেও অভিজ্ঞ ও পারদর্শী হবেন এবং ধার 
আধ্যাত্মিক মর্যাদা, ইল্ম ও ফযীলতকেও অবজ্ঞা করা কারো পক্ষে সম্ভব হবে না। 
উপরন্তু যিনি হবেন সে যুগের মান অনুযায়ী উন্নত ভাষা জ্ঞানের অধিকারী, যার 
মজলিসে বিভিন্ন শ্রেণীর লোক অংশ গ্রহণ করে উপকৃত হবে, কেউই তাকে “মূর্খ 
ও জাহিল দরবেশ” অথবা “নাদান বক্তা” বলে উপেক্ষা করার সাহস পাবে না 
এবং দুর্বল ঈমানের লোকেরাও ধার ওয়া'জ মজলিস ও দর্স মাহফিল থেকে 
ইয়াকীনের শক্তি, ঈমানের উত্তাপ, সংশয় ভঞ্জনের ওষুধ ও ‘আমল করার 
অনুপেরণা লাভ করবে। 


বাগদাদের দু'জন দা“ঈ 

ঠিক এমনি যুগে আল্লাহু তা'আলা মুসলমানদের মধ্যে আবার নতুন করে 
ঈমানের উত্তাপ ও অনুপ্রেরণা সৃষ্টির জন্য দু'জন ব্যক্তিত্বের জন্য দিলেন। তাদের 
একজনের নাম সায়্যিদুনা হযরত ‘আবদুল কাদির জিলানী (র) এবং অপর জনের 
নাম “আবদুর রহমান ইবনু'ল-জওষী । রুচি ও অভিরুচিতে ভিন্নতা থাকলেও তাঁরা 
উভয়েই নিজ নিজ যুগের মুসলিম গণজীবনকে গভীরভাবে প্রভাবিত করেছেন। 
আল্লাহ্‌ তা'আলা তাদের দ্বারা ইসলামের বিরাট খিদমত নিয়েছেন। আল্লাহূর 
একটি বিরাট হিকমত এই যে, বাগদাদ ছিল তাদের উভয়েরই অবস্থান ও দীনী 
দা'ওয়াতের কেন্দ্রভূমি। আর সে যুগের বাগদাদ ছিল তৎকালীন মুসলিম বিশ্বের 
প্রাণকেন্ত্র এবং জ্ঞান-বিজ্ঞান, সভ্যতা-সংস্কৃতি ও রাজনীতির পীঠস্থান প্রকৃতপক্ষে 
আল্লাহ্‌ তা'আলা দীনী খেদমতের জন্য তাদেরকে দীর্ঘ জীবন ও বিস্তৃত কর্মক্ষেত্র 
দান করেছিলেন। 

হাম্বলী মযহাবের একটি গৌরবোজ্জ্বল দিক এই যে, এই উভয় বুধুর্ণই ছিলেন 
হাম্বলী মধহাবের উসুল ও ফিক্‌ "হের সঙ্গে সম্পর্কযুক্ত। 


নবম অধ্যায় 
হযরত শায়খ “আবদুল কাদির জিলানী রে) 


শিক্ষা ও পরিপূর্ণতা লাভ 


সায়্যিদুনা হযরত “আবদুল কাদির জিলানী (র)-এর জন্ম হয় ৪৭০ হিজরীতে? 
গীলান২ নগরে । তীর বংশ-তালিকা উর্ধ্বতন ১০ম পুরুষে সায়্য্যদুনা হযরত ইমাম 
হাসান (রা)-এ গিয়ে ঠেকেছে। তিনি ১৮ বছর বয়সে সম্ভবত ৪৮৮ হিজরীতে 
বাগদাদে আগমন করেন। এ একই সনে ইমাম গাযালী (র) সত্যানুসন্ধান ও দৃঢ় 
প্রত্যয় লাভের উদ্দেশ্যে বাগদাদ ত্যাগ করেছিলেন। এটা কি একটা বিশ্বয়কর 
স্বটনা নয় যে, একজন জলীলুল-কদর ইমাম থেকে যখন বাগদাদ বঞ্চিত হয়, ঠিক 
তখনই অপর একজন জলীলুল-কদর সংস্কারক ও আল্লাহ্‌র দীনের দা'“ঈ-র সেখানে 
আগমন ঘটে!৩ যা হোক, হযরত জিলানী দৃঢ় মনোবল ও অটুট হিম্মত নিয়ে 'ইল্ম 
হাসিলে মশগুল হয়ে পড়েন। “ইবাদত-বন্দেগী ও মুজাহাদার প্রতি স্বাভাবিক 
আকর্ষণ থাকা সত্ত্বেও তিনি ইল্ম হাসিলের ক্ষেত্রে চেষ্টার কোন ত্রুটি করেন নি, 
বরং কঠোর সাধনা দ্বারা নিজেকে জ্ঞানের প্রতিটি শাখাতেই অভিজ্ঞ ও পারদর্শী 
করে তোলেন। তীর উত্তাদদের মধ্যে রয়েছেন আবুল-ওয়াফা ইবনে “আকীল, 
নামকরা জ্ঞানী ও শান্ররজ্ঞ ব্যক্তিবর্গ । তিনি আবুল-খায়র হাম্মাদ ইব্‌ন মুসলিম ৪ 
আদ-দাব্বাস থেকে তরীকতের তা'লীম এবং কাজী আবূ সা'ঈদ€ মাখরামী থেকে 
এ ক্ষেত্রে কামালিয়াত ও এজাযত লাভ করেন ।৬ 
১, জিলান কিংবা নীলানকে দায়লাম বলা হয় । এটি ইরানের উত্তর-পশ্চিম অবস্থিত একটি প্রদেশ ।, এর 
উত্তরে ব্ূশীয় ভূখণ্ড তালীস অবস্থিত। দক্ষিণে বুর্য পর্ধতশ্রেণী যা আযারবায়জান ও ইরাক-ই 
'আজম-থেকে জিলানকে আলাদা করে দিয়েছে । দক্ষিণে মাধিন্দানের পূর্বাংশ এবং উত্তরে কুষতীন 
সাগরের পশ্চিমাংশ ইরানের প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এলাকার মধ্যে পরিগণিত (দা.মা)। 
২. ইবনে কাছীর; ১২তম খণ্ড, ১৪৯ পৃ. । 
৩. বুস্তানীকৃত আল-বিদায়া ওয়ানিহায়া, দ্বাদশ খণ্ড, ১৪৯ পৃ. । 
৪. শা'রানী লিখেছেন যে, মুরীদদের তরবিয়তের ক্ষেত্রে তিনি ছিলেন অনন্য । বাগদাদের অধিকাংশ শায়খ ও সূফী 
ভারই সঙ্গে সম্পর্কিত ছিলেন। তিনি ৫২৫ হিজরীতে ইন্তিকাল করেন । -তাবাক "তু'ল-কুবরা, ১৩৪ পৃ. । 
৫. আসল নাম মুবারক ইবনে ‘আলী ইবনে আল-হুসায়ন। ইবনে কাছীর লিখেছেন যে, তিনি হাদীছ শ্রবণ ও হাম্বলী 
মযহাবশান্তে কামালিয়াভ হাসিল করেন। তাঁর বেশির ভাগ সময়ই বিতর্ক, দরস ও ফতওয়া প্রদানের কাজে 
অতিবাহিত হত । তিনি সদণডণসম্পন্ন, মতাদর্শের ক্ষেত্রে মধ্যপন্থী এবং সঠিক রায়দানের অধিকারী ছিলেন। ৫১১ 


হিজরীতে তাঁর ওফাত হয়। 
৬. বিস্তারিত জানতে ইবনে রজব হাম্বলী প্রণীত তাবাক "া তু'ল-হ নাবিলা দ্র. । 


‘আবদুল কাদির জিলানী রে) ২০৫ 


ইসলাহ ও ইরশাদ £ তীর প্রতি জনগণের আকর্ষণ 

জাহিরী ও বাতেনী “ইলমে পরিপূর্ণতা লাভের পর তিনি শিক্ষা, সংস্কার ও 
সংশোধনমূলক কাজে আত্মনিয়োগ করেন। একই সময়ে তিনি দর্স প্রদান ও 
ধর্মোপদেশমূলক কাজের প্রতিও মনোযোগী হন এবং স্বীয় উত্তাদ শায়খ মাখরামীর 
মাদরাসায় শিক্ষকতা ও নিয়মিত ওয়াজ শুরু করেন! ছোত্রাধিক্যের কারণে) 
সতুরই এঁ মাদরাসা সম্প্রসারণের প্রয়োজনীয়তা দেখা দেয়। তখন তীর একনিষ্ঠ 
ভক্ত ও অনুরক্তবৃন্দ মাদরাসা গৃহটি সম্প্রসারিত করে তার মজলিসের উপযোগী 
করে তোলেন। তার মজলিসে লোকের ভীড় এমন পরিমাণে বাড়তে লাগল যে, 
অবশেষে মাদরাসায় তিল ধারণের স্থানও অবশিষ্ট থাকত না । তীর ওয়া'জ শুনতে 
গোটা বাগদাদ যেন ভেঙে পড়ত! আল্লাহপাক তাঁকে এমন গ্রভাবমপ্তিত ব্যক্তিত্ব ও 
জনপ্রিয়তা দান করেছিলেন যা বড় বড় রাজা-বাদশাহ্‌র ভাগ্যেও জোটেনি । 
‘মুগনী’ প্রণেতা শায়খ মুফিক উদ্দীন ইবৃনে কু"দামা বলেন, “কেবল ধর্মের কারণে 
তীর চেয়ে বেশি সম্মানের অধিকারী হতে আমি আর কাউকে দেখিনি । বাদশাহ ও 
উীরবৃন্দ তার মজলিসে অত্যন্ত শ্রদ্ধার সাথে হাযির হতেন এবং অত্যন্ত বিনয়ের 
সাথে উপবেশন করতেন । উপস্থিত “উলামা ও ফকীহৃদের সংখ্যা নিরূপণ করা 
ছিল একটি দুরূহ ব্যাপার ! এক একটি মজলিসে চার-চার শ’র মত দোয়াতই 
দেখা যেত। এগুলো তাঁর মুখনিঃসৃত বাণী লিপিবদ্ধ করবার জন্য লোকেরা নিয়ে 
আসত ৷ 


প্রশংসনীয় গুণাবলী ও চরিত্র 

এত উন্নত ও উচ্চতর মর্যাদার অধিকারী হওয়া সত্বেও তিনি সীমাতিরিক্ত 
বিনয়ী ছিলেন। একটি শিশু কিংবা একটি বালিকাও তীর সাথে কথা বললে তিনি 
দাড়িয়ে তা শুনতেন এবং তীর ফরমায়েশ মুতাবিক কাজ করে দিতেন । অভাবী ও 
দরিদ্র শ্রেণীর লোকদের নিকট তিনি বসতেন এবং তাদের কাপড়-চোপড় পরিষ্কার 
করে দিতেন। অপরদিকে তথাকথিত কোন সন্ত্ান্ত ব্যক্তি কিংবা সাম্রাজ্যের কোন 
গুরুত্বপূর্ণ সদস্যের সন্মানার্থেও তিনি দীড়াতেন না।১ খলীফার আগমন ঘটলে 
তিনি ইচ্ছাকৃতভাবেই আপন গৃহে চলে যেতেন এবং খলীফা এসে উপবেশন 
না হয়।২ তিনি কখনও কোন উধীর কিংবা সুলতানের দরজায় গিয়ে দীড়ান নি।৩ 


১. শা'রানীর তাবাক শতু'ল-কুবরা, ১ম খণ্ড ১২৭ পৃ. 
২. এ, ১২৮ পৃ ৩. ওঁ, ১ম খণ্ড, ১২৭ পৃত। 


২০৬ সম্ত্ামী সাধকদের ইতিহাস 


তাকে ধারা দেখেছেন তীরা এবং তীর সমসাময়িক লোকেরা হযরত জিলানী 
(র)-এর উত্তম চরিত্র, উচ্চ মনোবল, বিনয়, নম্রতা, দানশীলতা তথা উন্নত মানের 
চারিত্রিক গুণাবলীর প্রশংসায় ছিলেন মুখর । জনৈক বুযুর্গ হোরাদাঃ)- যিনি 
দীর্ঘজীবী ছিলেন, অনেক বুযুর্গ ও নামকরা ব্যক্তিকে দেখেছিলেন এবং তাদের 
সান্নিধ্যে দীর্ঘ সময় কাটিয়েছিলেন, বলেন : 
Ys (শি ০01 2৩058১০০13৩ lone এ 3৩10৪1৯০০৯৯ gle Si 
sles ০১৬৩ হল 65০0৫ এ AMT sre 83841 উদ ৩৯ নি Sage Bia 
০১০ ইলও LAG 95233 FEI ৮৪৪5৩ Fall ৮ ২৪৪. le শাক 20১৯০ 
০৫১৩ ০১৪] 33 9551 3৩ eLaball cya এ (05 Lag ০১৯8461৩335 ০৬৮০ 
১৩৮৭ এ 
সায়্যিদুনা শায়খ ‘আবদুল কদির জিলানী অপেক্ষা অধিক উত্তম চরিভ্রবিশিষ্ট, 
উদার মানসিকতাসম্পন্ন, দয়ালু, নম্র হৃদয় ও আত্মীয়তা রক্ষাকারী ব্যক্তি আমি 
আর দেখিনি। উচ্চ মর্যাদা ও ব্যাপক জ্ঞানের অধিকারী হওয়া সত্ত্বেও তিনি 
ছোটদের প্রতি ছিলেন অনুগহপরায়ণ ও বড়দের প্রতি শ্রদ্ধাশীল। তিনিই 
সর্বাগ্রে অন্যকে সালাম দিতেন। তিনি দুর্বল ও কমযোর লোকদের সঙ্গে 
ওঠা-বসা করতেন এবং তাদের সঙ্গে বিনয় ও নম্র ব্যবহার করতেন । অপর 
দিকে তিনি কখনও কোন নেতৃস্থানীয় কিংবা শাসন করতে আসীন ব্যক্তির 
সম্মানার্থে দীড়াননি কিংবা কোন উষীর ও শাসকের দরজায় ধরনা দেন নি।৯ 


আশবেলী তার প্রশংসায় বলেন ঃ 

Mh cls, AU ১৪১৫ ০৩১৭1 pila 55] ৮৪৭৭ ৯৮250) নীট 90৪ 

PSE 31১০8 ৮৪৮ ওই ৪০৪০ ১835 সা গীতি Spa pill 

এ এক813 MAL ভে চেন 

তিনি যে দু'আ করতেন তা কবুল হ’ত অর্থাৎ তিনি মুস্তাজাবুদ্দা“ওয়াত 
ছিলেন। যার পরিণতি থেকে শিক্ষা ও উপদেশ গ্রহণ করা যায় এমন কোন 
ঘটনার কথা উঠলে তীর চোখ সহসাই অশ্রুসজল হয়ে উঠত। তিনি আল্লাহ্‌র 
যিক্র ও ফিক্রে মগ্ন থাকতেন। তীর অন্তঃকরণ ছিল খুবই কোমল । তিনি 
ছিলেন উদার, দানশীল, ব্যাপক ও বিস্তৃত জ্ঞানের অধিকারী, উচ্চ বংশজাত 
এবং "ইবাদত-বন্দেগী ও রিয়াযত-মুজাহাদার ক্ষেত্রে অনন্য 1 


১শা'রানীর ভাবাক শাতু'ল-কুবরা, ১ম খণ্ড, ১২৭ পৃ; ২, কশালাইদু'ল-জাওয়াহির, ৯ পৃ. । 


‘আবদুল কাদির জিলানী (র) ২০৭ 


আল-বাগদাদী বলেন ৪ 
৫০115) Mtl sash ৯1 ও] Alloy ১৯ 11 ০০ sald sal 
০4৪০ ০৪] ০ ৩ Ci এল এটিও 32 dp 
অসভ্য ও অশিষ্ট কথাবার্তা থেকে তিনি নিরাপদ দূরত্বে অবস্থান করতেন এবং 
সব সময়ই যুক্তিসঙ্গত ও হক-কথা বলতেন। খোদায়ী বিধান ও আল্লাহ্‌ 
নির্ধারিত সীমার মধ্যে থাকা সত্তেও কারো ওপর জুলুম কিংবা বাড়াবাড়ি হতে 
দেখলে তীর মেখাজ বিগড়ে ষেত। অপরদিকে নিজের ব্যাপারে তিনি কখনও 
ক্রোধান্বিত হতেন না। কোন প্রার্থীকে রিক্ত হস্তে ফিরিয়ে দেওয়া তো দূরের 
কথা, এজন্য যদি নিজের পরিহিত বন্ত্রটুকুও দেবার প্রয়োজন দেখা দিত তবে 
তিনি তাতেও পিছ পা হতেন না। 
ক্ষধার্তকে খাবার খাওয়াতে ও অভাবী লোকদের প্রয়োজন পূরণে তিনি দেদার 
অর্থ ব্যয় করতেন এবং এতে আনন্দ পেতেন। “আল্লামা ইবনু*ন-নাজ্জার শায়খ 
জিলানী (র) থেকে বর্ণনা করেন : 
গোটা দুনিয়ার সমস্ত সম্পদই যদি আমার হাতে চলে আসে তাহলে আমি 
সবটাই ক্ষুধার্তদের মধ্যে বিলিয়ে দেব। তিনি আরও বলতেন : মনে হয় 
আমার হাতে কোন ছিদ্র আছে। তাই কিছুই আমার হাতে থাকে না। যদি 
হাযার দীনার (স্বর্ণমুদ্রা)-ও আমার হাতে আসে তবু দেখা যায়, রাত পোহাবার 
আগেই তা শেষ হয়ে গেছে।১ 
কণলাইদু'ল-জাওয়াহির প্রণেতা লিখেন : 
শায়খ (র)-এর নির্দেশ ছিল, রাতের বেলা প্রশস্ত দস্তরখানা বিছানো হবে। 
তিনি নিজে মেহমানদের সাথে বসে খানা খেতেন, গরীব ও দুর্বল লোকদের 
সঙ্গ দিতেন এবং ছাত্রদের জিজ্ঞাসাসমূহ ধৈর্য সহকারে শুনতেন । প্রত্যেকেই 
মনে করত, সেই শায়খের সব চেয়ে কাছের লোক এবং সে-ই তার কাছে সব 
চেয়ে বেশি সম্মানিত । তার সঙ্গী-সাথীদের কেউ অনুপস্থিত থাকলে তিনি তার 
সম্পর্কে খোজ-খবর নিতেন এবং তার জন্য চিন্তাবিত হয়ে পড়তেন। সম্পর্ক 
রক্ষার ক্ষেত্রে তিনি সজাগ ও সচেষ্ট ছিলেন৷ ছোটখাটো দোষ-ক্রটি ও 
ভুল-চুক তিনি ক্ষমাসুন্দর চোখে দেখতেন। যদি কেউ কোন বিষয়ে কসম 


১, কালাইদু'ল-জাওয়াহির, ৯ পৃ. ৷ 


২০৮ আল্লাহর পথের সংগ্রামী সাধকদের ইতিহাস 


খেয়ে বসত তাহলে তিনি তার আরমু মেনে নিতেন এবং তার প্রকৃত অবস্থা 
সম্পর্কে যা কিছু জানতেন- তা গোপন করতেন। ১ 


সুর্দা দিল জীবিতকরণ 

সায়্যিদুনা “আবদুল কাদির জিলানী (র) থেকে প্রকাশিত কারামতের আধিক্য 
সম্পর্কে অধিকাংশ এ্রতিহাসিকই একমত ৷ শায়খুল ইসলাম “ইযৃবুদ্দীন ইব্‌ন 
‘আবদুস সালাম২ ও ইমাম ইবৃনে তায়মিয়ার উক্তি ৪ শায়খ (র)-এর কারামত 
সংখ্যার গন্তী ছড়িয়ে গিয়েছিল । তন্মধ্যে তীর সর্বাপেক্ষা বড় কারামত হ'ল মুর্দা 
দিলকে জীবিতকরণ। আল্লাহ্তা“আলা তীর কলবের তাওয়াজ্জুহ ও মুখের তা'ছীরে 
লাখো মানুষকে ঈমানী যিন্দেগী দান করেছেন। তীর অস্তিত্ব ছিল ইসলামের জন্য 
বসন্ত সমীরণের ন্যায় যা মৃত দিলের মাঝে নবতর গ্রাণ-স্পন্দন সৃষ্টি করেছে এবং . 
মুসলিম জাহানে ঈমান ও আধ্যাত্মিকতার এক নতুন জোয়ার বইয়ে দিয়েছে।৩ 
শায়খ ‘উমর কিসানী বলেন ৪ শায়খের এমন কোন মজলিস বসত না যেখানে 
ইয়াহুদী ও খৃষ্টানদের কেউ না কেউ ইসলাম গ্রহণ না করত। ডাকাত, খুনী ও 
নানাবিধ পাপে লিপ্ত লোকেরা তওবাহ্‌র সৌভাগ্য লাভ করত এবং ভ্রান্ত 
'আকীদা-বিশ্বাসের লোক তাদের ভ্রান্ত 'আকীদা-বিশ্বাস থেকে তওবাহ করত ।8 

জুব্বাঈ বর্ণনা করেছেন, আমাকে একবার হযরত শায়খ (রা) বললেন ৪ 
আমার মন চায় আগের যুগের মত মাঠে-ময়দানে ও জঙ্গলে গিয়ে অবস্থান করি, 
আল্লাহ্র কোন মখলুক যেন আমাকে না দেখে আর আমিও যেন কাউকে না 
দেখি। কিন্তু আল্লাহু তা'আলা তীর বান্দাদের কল্যাণ চান; আমার হাতে পাচ 
হাযারের বেশি ইয়াহুদী ও খৃষ্টান মুসলমান হয়েছে। ধূর্ত, প্রতারক ও পেশাদার 
পাগীদের ভেতর থেকে এক লক্ষের অধিক লোক আমার হাতে তওবাহ করেছে। 
এও আল্লাহ্র এক বিরাট নিয়ামত ।৫ 

ওঁতিহাসিকদের মতে, বাগদাদে বসবাসকারীদের একটি বিরাট অংশ হযরত 
রে)-এর হাতে হাত রেখে তওবাহ করেছিল এবং বিরাট সংখ্যক ইয়াহুদী, খৃষ্টান 
ও যিশ্বী তীর হাতেই মুসলমান হয়েছিল ।৬ 
শিক্ষা দান কার্ষে কর্মব্যস্ততা ও অন্যান্য খিদমত 

উচ্চ মরতবা ও বিলায়েতের মকামে অধিষ্ঠিত এবং সাধারণ মানুষ ও তাদের 
চরিত্রের সংস্কার, সংশোধন ও প্রশিক্ষণে নিয়োজিত থাকা সত্বেও তিনি পঠন- 
ঢু কালাইদুল-জাওয়াহির, ৯ পৃ.; ২. তাবাক'তু'ল-হশীনাবিলা, ইবনে রজব । 
৩. জিলাউ'ল-“আয়নায়ন, ১৩০, পৃ.; 8, ৫,৬. কণলাইদু'ল-জাওয়াহির । 


“আবদুল কাদির জিলানী (রে) ২০৯ 


পাঠন, ফতওয়া প্রদান, লোকের ‘আকীদা শুদ্ধিকরণ ও আহলে-সুন্নত ওয়া'ল- 
জামা'আতকে সাহায্য-সহযোগিতা প্রদানের ক্ষেত্রে তিনি এতটুকু গাফিল ছিলেন 
না। “আকাইদ ও উপুলের ক্ষেত্রে তিনি ইমাম আহমদ ইব্‌ন হাম্বল (র) ও 
সুহান্দিছীনে কিরামের মতানুসারী ছিলেন। আহলে-সুন্নত ওয়া'ল-জামা“আতের 
মবহাব ও প্রাচীন বুযুর্গদের অনুসৃত মত তার সমর্থন ও সহযোগিতার ফলে আরও 
শক্তি লাভ করে। ফলে ‘আকীদাগত ও কার্যকর বিদ'আতের বাজার হয়ে যায় 
নিস্তন্ধ। ইবনু*স-সাম'আনী বলেন : সুন্নাহ অনুসারীদের শান, মর্যাদা ও সংখ্যা 
তারই কারণে বৃদ্ধি প্রাপ্ত হয়। 

মাদরাসায় তিনি একটি পাঠ তফসীরের, একটি হাদীছের, একটি ফিক্্‌ হের ও 
একটি ইমামদের মধ্যকার মতভেদ ও তাদের পেশকৃত প্রমাণাদি বিষয়ে শিক্ষা 
দিতেন। সকাল-সন্ধ্যা তফসীর, হাদীছ, ফিকৃণহ, ইমামদের মযহাব, উসূলে 1 
ফিকৃ'হ, ও আরবী ব্যাকরণ বিষয়ে শিক্ষা দান চলত ! জোহরের পর *ইল্মে 
তাজবীদের তা'লীম হস্ত। এছাড়া ফতওয়া প্রদানের ব্যস্ততাও ছিল। সাধারণত 
তিনি শাফি'ঈ ও হাম্বলী মযহাব অনুসারে ফতওয়া দিতেন। ইরাকের “'আলিমরা 
তীর ফতওয়ায় খুবই বিস্মিত হতেন এবং তীর অকুণ্ঠ প্রশংসা করতেন ।১ 

একবার এই মর্মে একটি ফত -ওয়া চেয়ে পাঠানো হয় যে, এক ব্যক্তি কসম 
খেয়েছে সে এমন কোন “ইবাদত করবে, যা সম্পাদন করার সময় অপর কেউ 
শরীক থাকবে না। যদি সে এই কসম পূরণে ব্যর্থ হয় তাহলে তার স্ত্রী তিন 
তালাক হয়ে যাবে। অপরাপর “উলামাকে এই ফতওয়া কিছুটা অপ্রস্তুত করে 
ফেলে । কেননা এমন কী ‘ইবাদত থাকতে পারে যেখানে কেবল একটি লোকই 
থাকবে এবং তখন পৃথিবীর অন্য কোন লোকই তাতে শরীক থাকবে না । হযরত 
শায়খ রে)-এর নিকট এ ফতওয়া এলে তিনি কোনরূপ চিন্তা-ভাবনা ছাড়াই 
তাৎক্ষণিকভাবে জওয়াব দিলেন : মাতাক (বায়তুল্লাহ্র চতুষ্পার্্স্থ তওয়াফ 
করবার উন্ুক্ত স্থান) তার জন্য খালি করে দাও আর সে একাকী খানা-ই-কাবা 
সাতবার প্রদক্ষিণ সম্পূর্ণ করুক । "উলামা-ই-কিরাম এ জওয়াব শ্ববণে স্বতঃ- 
ক্ুর্তভাবে তীর উদ্দ্বসিত প্রশংসায় মেতে ওঠেন এবং বলেন ৪ এটাই একমাত্র পথ 
যেখানে সে একাকী কারুর অংশদারিত্ব ব্যতিরেকেই ‘ইবাদত করতে পারে। 
কেননা তওয়াফের জন্য বায়তুল্লাহ্‌ শর্ত ও মাতাফকে এ ব্যক্তির জন্য নির্দিষ্ট করে 
দেবার পর সেখানে তার ইবাদতে অপর কারোর শরীক হবার কোন সম্ভাবনাই 
বাকি রইল না।১ 


১. শা'রানীর তণবাক"তুল-কুবরা, ১ম খণ্ড ১২৬ পৃ. ও ত শবাকতু'ল-হ নাবিলা, ইবনে রজবকৃত। 
সংগ্রামী সাধক-(১ম)-১৪ 


“২১০ সংগ্রামী সাধকদের ইতিহাস 


দৃঢ়তা প্রদর্শন ও পর্যবেক্ষণ 


হযরত শারখ রে) দৃঢ়তা প্রদর্শনের ক্ষেত্রে পর্বতসম ছিলেন। পরিপূর্ণ 
আনুগত্য, গভীর জ্ঞান ও পাণ্ডিত্য এবং গায়বী মদদ তাকে এমন এক স্থানে পৌছে 
দিয়েছিল যে, হক ও বাতিল, আলো ও আঁধার এবং সঠিক ইলহাম ও শয়তানী 
অপকৌশলের মাঝে পার্থক্য নির্ণয় করবার মত শক্তির অধিকারী তিনি প্রকৃতই 
হয়ে গিয়েছিলেন । তার সামনে এ সত্য দিবালোকের ন্যায় প্রতিভাত হয়ে গিয়েছিল 
যে, শরীয়তে সুহাম্মাদীর হুকুম-আহকাম (বিধি-বিধান) ও হালাল- হারামের মাঝে 
কিয়ামত পর্যন্ত পরিবর্তন ও পরিবর্থনের এতটুকু আশঙ্কাও নেই৷ যদি কেউ এর 
বিপরীত "দাবি করে তবে সে শয়তান। তিনি বলেন £ একবার একটি বিরাট 
'আজীমুশ্শান আলো প্রকাশিত হয়, যদ্বারা আসমানের প্রান্তদেশ ভরে যায়। 
অতঃপর এর থেকে একটি আকৃতি প্রকাশিত হয়। প্রকাশিত আকৃতি আমাকে 
সম্বোধন করে বলল ৪ হে ‘আবদুল কাদির! আমি তোমার প্রভূ- প্রতিপালক । আমি 
তোমার জন্য সকল হারাম ও অবৈধ বস্তু হালাল করে দিয়েছি। আমি বললাম : 
দূর হ’ শয়তান মরদূদ! এই না বলতেই সে আলো অন্ধকারে ঢাকা পড়ে গেল এবং 
ধোঁয়ায় রূপান্তরিত হ'ল । তখন গায়বী আওয়াজ ধ্বনিত হ’ল ৪ “আবদুল কাদির! 
আল্লাহ্‌ তোমাকে তোমার জ্ঞান ও গভীর ধর্মোপলব্ধির কারণে বাঁচিয়ে দিলেন। 
নতুবা এভাবে আমি সত্তরজন সুফীকে পথভ্রষ্ট করেছি।২ আমি বললাম : আল্লাহ্‌র 
মেহেরবানী । জনৈক ব্যক্তি জিজ্ঞাসা করল : হযরত! আপনি কি করে বুঝলেন যে, 
এ শয়তান? উত্তরে তিনি বললেন : তার এঁ কথা থেকে যে, আমি হারাম বস্তুকে 
তোমার জন্য হালাল করে দিয়েছি। 
হযরত শায়খ (র) এও বলেছেন : 
যদি আল্লাহ্র নির্দেশিত সীমারেখার (শরীয়তের বিধানসমুহের) ভেতর থেকে 
কোন একটি সীমাও লংঘিত হয় তাহলে জেনে নাও, তুমি ফেতনার মধ্যে পড়ে 
গেছ এবং শয়তান তোমাকে নিয়ে খেলছে। এমতাবস্থায় তুমি তাৎক্ষণিকভাবে 
শর“ঈ বিধানের দিকে প্রত্যাবর্তন কর, তা দৃঢ়ভাবে আঁকড়ে ধর এবং 
প্রবৃত্তিজাত কামনা-বাসনার জওয়াব দাও। আর তা এজন্য যে, প্রতিটি 
হাকীকত- যার পেছনে শরীয়তের কোন সমর্থন নেই- তা বাতিল ও 
পরিত্যক্ত 1১ 


5. শান্লানীর তলবাকলভু্ল-কুবরী, ১ম খণ্ড, ১২৬ পৃ. ও তশবাক'তু'ল-হ নাবিলা, ইবনে 
রজবকৃত। 


1. 


‘আবদুল কাদির জিলানী রে) ূ ২১১ 
তাফবীদ" ও তওহীদ 
তসলীম (আল্লাহ্র প্রতি শর্তহীন আত্মসমর্পণ), তাফবীদ ' (সোপর্দের স্তরভেদ) 
ও তওহীদ-ই-কামিল ছিল হযরত শায়খ (র)-এর বিশিষ্ট অবস্থা। কখনো কখনো 
তাঁলীম দিতে গিয়ে তিনি এ অবস্থা ও অবস্থানের ব্যাখ্যা-বিশ্লেষণ করতেন। আর 
রর 7 ০ কও এ 01০৮৬ 
একবার তিনি ইরশাদ করেন ৪ 
যখন বান্দাকে কোন বিপদ ও কঠিন দুর্যোগের মাঝে নিক্ষেপ করা হয় তখন 
প্রথমে সে নিজেই তা থেকে বের হবার আপ্রাণ চেষ্টা করে। যদি পরিত্রাণ না 
পায় তবে আল্লাহ্‌র সৃষ্ট জগতের কারোর নিকট, যেমন বাদশাহ কিংবা 
শাসকমণ্ডলী কিংবা দুনিয়াদার কোন ব্যক্তি বাঁ কোন আমীরের সাহাব্যপার্থী 
হয়। আর রোগ, শোক ও ব্যথা-বেদনার ক্ষেত্রে সে চিকিৎসকের শরণাপন্ন 
হয়। যখন এদের কেউই তার কাজে আসে না তখনই সে দু'আ, কান্নাকাটি ও 
প্রশংগা-শীতিসহ পরওয়ারদিগার-ই-“আলমের দিকে ফিরে যায় অর্থাৎ যতক্ষণ 
পর্যন্ত নিজের থেকেই সমস্যার সুরাহা হয়ে যায়, ততক্ষণ সে অন্যের নিকট 
প্রার্থী হবার কথা চিন্তা করে না । আর যতক্ষণ পর্যন্ত অন্য কারোর নিকট থেকে 
মদদ লাভের সম্ভাবনা থাকে ততক্ষণ আল্লাহ্‌র দিকে ফিরেও তাকায় না। কিন্তু 
অন্য কারো নিকট থেকেও যখন কোন সাহায্য দৃষ্টিগোচর হয় না তখনই " 
(অনন্যোপায় হয়ে) সে আল্লাহ্‌র হাতে গিয়ে ধরা দেয় এবং সর্বদাই দু'আ 
প্রার্থনা ও কান্নাকাটিতে মশগুল থাকে । 
অতঃপর আল্লাহ তা'আলা দু'আরত অবস্থায় তার মধ্যে ক্লান্তি এনে দেন, 
কিন্তু তার দু'আ কবুল করেন না। শেষ পর্যন্ত যখন সমস্ত কার্যকারণ শেষ হয়ে 
যায় এবং সবার থেকে সে বিচ্ছিন্ন ও আলাদা হয়ে পড়ে, তখনই আল্লাহ্‌র 
বিধানে তকদীর ও ফয়সালা কার্যকর হয় এবং তার ভেতর (আল্লাহ্‌ নিজের) 
কাজ সম্পাদন করেন৷ ঠিক তখনই বান্দা সমস্ত উপকরণ ও কার্যকারণ এবং 
সমগ্র ক্রিয়া-কর্ম থেকে বেপরোয়া হয়ে ওঠে এবং শুধু রূহ্‌ ই তার মধ্যে কার্যকর 
থাকে তার চোখে সত্যের প্রকাশ ঘটে । সে তখন অতি অবশ্যই দৃঢ় বিশ্বাসী 
তওহীদবাদীতে পরিণত হয়। অকাট্যভাবে সে অবহিত হয় যে, প্রকৃতপক্ষে 
আল্লাহ ছাড়া আর কেউই কিছু করতে পারে না এবং আল্লাহ ছাড়া কর্মশক্তি ও . 
আরাম প্রদানকারীও আর কেউ নেই। সেই মহান সত্তা ব্যতিরেকে আর 


২১২ সামী সাধকদের ইতিহাস 


কারোর হাতে ভাল-মন্দ, লাভ-ক্ষতি, দান-বঞ্চনা, জীবন-মরণ, “ইষ্যত- 
বেইয্যতী ও অভাব-প্রাচ্র্য প্রদানের শক্তি নেই। সে সময় তেকদীর ও 
ফয়সালায়) বান্দার অবস্থা হয়, যেমন ধাত্রীর হাতে দুধের শিশু, গোসলকারীর 
হাতে মৃত ব্যক্তি, খেলোয়াড়ের হাতে পলো খেলার বল। দুধের শিশু, মৃত 
ব্যক্তি ও বলের যেমন নিজের নড়াচড়ার কোন ক্ষমতা যেমন নেই, সে নিজে 
নড়তে পারে না, অন্যকে নাড়াতেও পারে না, তেমনি এই বান্দারও নিজের 
করবার মত কিছুই থাকে না । সে স্বীয় মালিকের কর্মে নিজ সত্তার মধ্যে গায়েব 
হয়ে যায়। সে তার মালিক ও তার কর্ম ছাড়া আর কিছুই দেখে না, কিছুই 
শোনে না, কিছুই চিন্তা করে না, কিছুই বোঝে না। তখন বান্দা যদি কিছু দেখে 
তো তীর শিল্প, যদি কিছু শোনে তো তীরই কালাম (কথা ও বাণী)। তারই 
জ্ঞানের সাহায্যে সে জ্ঞান লাভ করে এবং তীরই নিয়ামত সে আস্বাদন করে। 
তীর ওয়াদাতে সে খুশি হয়, তৃপ্তি পায় এবং সান্ত্বনা লাভ করে। তীর মহান 
সত্তা ভিন্ন অপরাপর সত্তার প্রতি সে ঘৃণা প্রকাশ করে। তারই স্মরণে সে মস্তক 
অবনত করে এবং তীরই ইচ্ছার সঙ্গে নিজের ইচ্ছাকে একাত্ম করে নেয়। সে 
একমাত্র ভীর মহান সত্তার ওপরই আস্থা ও ভরসা রাখে । সে তার মা'রিফতের 
নুর দ্বারা হিদায়াতপ্রাপ্ত এবং তার কুদরতের রহস্য দ্বারা পরিবেষ্টিত থাকে । সে 
তীর পবিত্র সত্তা থেকেই (প্রতিটি কথা) শোনে এবং তা ম্মরণও রাখে। 
অতঃপর সে শুধু তীর নিয়ামতের ওপর হশমদ, ছানা, শুকরিয়া ও অভিনন্দন 
পেশ করে।১ 


আল্লাহ্‌র সৃষ্ট জগতের প্রতি স্নেহ 
সাধারণভাবে সকল মানুষ, বিশেষ করে উন্মতে মুহাম্মাদিয়া (সা)-এর সঙ্গে 
তীর যে সম্পর্ক, তাদের সম্পর্কে তীর যে চিন্তা-ভাবনা ও তাদের অবস্থার প্রতি তার 
যে শ্নেহদৃষ্টি ছিল তা একমাত্র নায়েবে রসূল (রসূলের প্রতিনিধি স্থানীয়) এবং 
আল্লাহ্র মকবুল বান্দাদেরই “আলামত । এটা পরিষ্কার প্রতিভাত হয় তার সেই 
বক্তৃতা থেকে যেখানে তিনি বাজারে গমনকারী লোকদের অবস্থা ও মরতবা বর্ণনা 
করেছেন। তাতে তিনি অন্যের প্রসঙ্গ উত্থাপন করে প্রকৃতপক্ষে নিজেরই অবস্থার 
(হাল) বর্ণনা দিয়েছেন। যেমন : 
এবং পঞ্চম প্র ব্যক্তি যে বাজারে যখন প্রবেশ করে তখন আল্লাহ সম্পর্কে তার 
দিল ভরে যায়। বাজারের লোকদের ওপর তার দয়া হয়। সে প্রত্যক্ষ করে 
১. কতৃছ *ল-গায়ব, তরজমা মওলবী মুহ "স্মাদ ‘আল সাহেব কাকুরভী- (রমুয়ু'ল-গায়ব) ১১,১২,১৩ পৃ-। 


‘আবদুল কাদির জিলানী (র) ২১৩ 


আল্লাহ্‌র রহমত আর এই রহমতই তাকে দেখতে দেয় না, এ সমস্ত লোকের 
নিকট কি আছে। সে বাজারে প্রবেশের সময় থেকে বের হওয়া পর্যন্ত বাজারে 
সমবেত লোকদের জন্য দু'আ, ইস্তিগফার (ক্ষেমা প্রার্থনা) ও সুপারিশে মশগুল 
থাকে এবং তাদের প্রতি স্নেহ ও দয়া প্রদর্শন করে । তার দিল এ সব লোকের 
অবস্থাদৃষ্টে জ্বালা অনুভব করে। তার চোখে অশ্রু ঝরতে থাকে আর আল্লাহ 
পাক এঁ সব লোককে স্বীয় মহানুভবতা ও বদান্যতার কারণে যেসব নিয়ামত 
দান করেছেন তার জন্য আল্লাহ্‌র শুকরিয়া, হ "মদ ও ছানায় মশগুল থাকে ।১ 


হযরত শায়খ-এর যুগ ও পরিবেশ 

হযরত শায়খ “আবদুল কাদির জিলানী (র) ৭৩ বছর বাগদাদে অতিবাহিত 
করেন এবং এ সময়ের মধ্যে পাচজন ‘আব্বাসী খলীফা তীর চোখের সামনেই 
একের পর এক খিলাফতের আসনে সমাসীন হন । যখন তিনি বাগদাদে আগমন 
করেন তখন ছিল খলীফা মুস্তাজহির বিল্লাহ আবুল “আব্বাসের যুগ (৫১২ হি.)। 
বিল্লাহ যথাক্রমে খলীফার আসনে সমাসীন হন। 

শায়খ রে)-এর এই যুগ অত্যন্ত গুরুত্বপূর্ণ এ্রতিহাসিক ঘটনাবলীতে ভরপুর ৷ 
সালজুক বংশীয় সুলতান ও “আব্বাসী খলীফাদের পারস্পরিক ছন্দ সে যুগে সর্বোচ্চ 
পর্যায়ে গিয়ে পৌছে। সালজুকী সুলতানরা কখনো খলীফার সন্তুষ্টি ও রিযামন্দীসহ, 
আবার তাঁর বিরোধিতা ও অসন্তুষ্টি সত্তেও ‘আব্বাসী হুক্মতের ওপর নিজেদের 
ক্ষমতাকে প্রতিষ্ঠিত করার জন্য জানে-প্রাণে সচেষ্ট ছিলেন। কখনো কখনো 
খলীফা ও সুলতানের সেনাবাহিনীর মধ্যে দস্তুরমত যুদ্ধ সংঘটিত হস্ত । পরিণামে 
মুসলমানদেরই পরস্পরের খুন ঝারত। 

এ ধরনের ঘটনা মুস্তারশিদের খিলাফত আমলে কয়েকবারই সংঘটিত হয়। 
ইনি ‘আব্বাসী যুগের সর্বাধিক শক্তিশালী ও যোগ্য খলীফা২ ছিলেন৷ তিনি 
অধিকাংশ যুদ্ধেই জয় লাভ করতেন । কিন্তু ১০ই রমযান, ৫১৯ হিজরীতে সুলতান 
মাসউদু ও খলীফার মধ্যে যে যুদ্ধ সংঘটিত হয়, তাতে খলীফার পরাজয় ঘটে। 
১১০১৬ 


ভি তিনি আটে নু দি তৰ লালে বে 0৫ 
ওয়া'ন-নিহায়া, দ্বাদশ খণ্ড, ২০৮ পৃ.)। 


২১৪ সংগ্রামী সাধকদের ইতিহাস 


সুলতানের সেনাবাহিনী জয় লাভ করে। খলীফাকে বন্দী করা হয়। 
বাগদাদবাসীদের ধন-সম্পত্তি লুষ্ঠন করা হয়। এ সংবাদ অন্য প্রদেশগুলোতেও 
ছড়িয়ে পড়ে । বাগদাদ এই দুঃখজনক সংবাদে খুবই প্রভাবিত হয়৷ সেখানকার 
বাসিন্দাদের ভেতরও মানসিক বিপর্যয় দেখা দেয়। জনসাধারণ ক্ষোভে-দুঃখে 
মসজিদের মিশ্বর পর্যন্ত ভেঙে ফেলে। তারা সালাতের জামা“আতে যোগদান 
থেকেই বিরত থাকে। মহিলারা তাদের মাথা থেকে দোপাউ্টা খুলে ফেলে এবং 
তার পেরেশানী ও বিপদ মুসীবতের জন্য মাতম করতে থাকে। অন্যান্য 
এলাকাও এ ব্যাপারে বাগদাদকে অনুসরণ করে । ফলে এ ফেতনা এতটা বেড়ে 
যায় যে, কম বেশি গোটা রাষ্ট্রই এর দ্বারা প্রভাবিত হয়। মালিক সন্জর স্বীয় 
ভ্রাতুম্পত্রকে এই ঘটনার স্পর্শকাতর দিক সম্পর্কে অবহিত করেন এবং এর 
ভয়াবহ পরিণতি সম্পর্কেও সতর্ক করে দেন। তিনি তাকে নির্দেশ দেন, যেন 
খলীফাকে তার স্বপদে বহাল করা হয়। মালিক মাসউদ এ আদেশ পালন 
করেন, কিন্তু বাতেনীরা (মুসলিম সমাজের বিভ্রান্ত একটি গপ্তঘাতক সম্প্রদায় 
অনুবাদক) খলীফাকে বাগদাদে নিয়ে আসার পথে নির্মমভাবে হত্যা করে । 
এসব মর্মান্তিক ও দুঃখজনক ঘটনা শায়খ ‘আবদুল কাদির জিলানী রে)-এর 
চোখের সামনেই সংঘটিত হয় । মুসলমানদের এ পরস্পর বিচ্ছিন্নতা, গৃহযুদ্ধ ও 
শক্রুতাকে তিনি স্বচক্ষে অবলোকন করেন। তিনি এও অবলোকন করেন যে, 
দুনিয়ার প্রতি ভালবাসার খাতিরে এবং দেশ, সাস্ত্রাজ্য, সম্মান ও পদমর্যাদা লাভের 
জন্য মানুষ সব কিছুই করতে পারে। তাদের অন্তরে কেবল রাজদরবারের 
শান-শওকতরে প্রতি মোহই অবশিষ্ট আছে। তারা ক্ষমতাসীন ও সাম্রাজ্যের বড় 
বড় পদাধিকারী ব্যক্তিকে সম্মানের চোখে দেখে । প্রদেশ ও শহরগুলোর ক্ষমতা ও 
শাসনদণ্ডের অধিকারী হওয়ার জন্য তারা নিজেদের মস্তক বন্ধক রাখতেও রাষী। 
শায়খ ‘আবদুল কাদির জিলানী (র) প্রত্যক্ষভাবে এ সব ঘটনা থেকে দূরে 
থাকলেও এগুলোর কারণেই স্বীয় বিবেকের দংশন অনুভূতির জ্বালায় ছিলেন 
জর্জরিত। ওঁ জ্বালা ও উত্তাপই তীকে অফুরন্ত হিন্মত, শক্তি ও ইখলাসের সঙ্গে 
ওয়া'জ-নসীহত, দা'ওয়াত, তরবিয়ত, আত্মার পরিশুদ্ধি ও নফসের সংস্কারের 
কাজে অনুপ্রাণিত করে। তিনি দুনিয়ার প্রতি অবজ্ঞা প্রদর্শন করে ঈমানী চেতনার 
পুনরুজ্জীবন, পারলৌকিক জীবনের গুরুত্ব, অনুপম চরিত্র, নির্ভেজাল তওহীদ ও 
পরিপূর্ণ ইখলাসের সাথে দাওয়াত প্রদানের ওপর তীর সমগ্র শক্তি নিয়োজিত 
করেন। 


‘আবদুল কাদির জিলানী (র) ২১৫ 


ওয়া‘জ ও খুতবা 

হযরত শায়খ রে)-এর ওয়া'জ শ্রোতাদের অন্তরের বিদ্যুতের ন্যায় ক্রিয়া 
করত। তার কথায় আজও এই তা'ছীর বিদ্যমান। “ফতৃহু"ল-গশয়ব* ও “আল- 
ফাতহু “র-রাববানী'-এর নিবন্ধ এবং তীর মজলিসের ওয়া'জের শব্দরাজি আজও 
মানুষের অন্তরকে উত্তপ্ত করে। দীর্ঘকাল অতিক্রান্ত হওয়া সত্তেও তার কথামালার 
সজীবতা ও প্রাণ স্পন্দন এখনো অটুট রয়েছে। 


আধ্বিয়া-ই-কিরাম (‘আ)-এর প্রতিনিধিবৃন্দ ও কামিল 'আরিফদের বাণীর ন্যায় 
তীর এই সব বাণীও সমীচীন মুহূর্তে এবং শ্রোতার অবস্থা ও প্রয়োজন মুতাবিক 
উচ্চারিত হ’ত ৷ মানুষ যে সব ব্যাধিতে আক্রান্ত ছিল এবং যে সব ভ্রান্তিতে 
নিমজ্জিত ছিল সাধারণত সেগুলোর প্রতিবিধানের জন্যই তিনি এঁ সব বাণী প্রদান 
করতেন। সেজন্যই তার খিদমতে উপস্থিত প্রত্যেক ব্যক্তি তার ধর্মোপদেশ ও 
মুখনিঃসৃত বাণী থেকে নিজে নিজ ক্ষতস্থানের ওষুধ এবং নিজ নিজ প্রশ্ন ও 
সন্দেহের জওয়াব পেত। সাধারণের ওপর তীর ওয়াজের প্রভাব পড়ার এবং 
জনগণের জন্য তা কল্যাণকর হবার এটিও ছিল একটি বড় কারণ। তার যবান 
মুবারক থেকে যা কিছু বের হস্ত তা তার অন্তর থেকেই উৎসারিত হস্ত। 
আর এজন্যই তা শ্রোতার দিলের ওপর আছর করত। সিদ্দীকদের কথার এই তো 
শান! 
নির্ভেজাল তওহীদ ও আল্লাহ ভিন্ন সকল শক্তির অ্তিতৃহীনতা 

সে সময় জ্ঞানীদের জগত যেন ক্ষমতাসীন ও ধনাঢ্য ব্যক্তিদের আঁচলে বাধা 
ছিল। লোকেরা বিভিন্ন মানুষ ও বিভিন্ন ব্যক্তিত্বকে (৮...) তাদের লাভ-ক্ষতির 
মালিক ভাবতে শুরু করে দিল । যে সব উপকরণ মানুষের জন্য তৈরি করা হয়েছে 
সেগুলোকেই মানুষ নিজেদের প্রতিপালকের মর্যাদা দান করছিল। তকদীর ও 
ফয়সালাও মানুষের সঙ্গে সম্পর্কিত বলে তারা ধরে নিয়েছিল। এমনি এক 
পরিবেশে হযরত শায়খ (র) বলেন : 

গোটা সৃষ্টি জগতকে এভাবে মনে কর, যেন এক মহাপরাক্রমশালী বাদশাহ, 

বার দেশ বিরাট এবং আদেশ অত্যন্ত কঠোর, এক ব্যক্তিকে গ্রেফতার করে 

তার গলদেশে বেড়ি এবং পায়ে শেকল পরিয়ে এক নদীর ধারে, যার ঢেউ 

ভয়াবহ, গভীরতা অপরিমেয় ও স্রোত তীব্র এক দেবদারু জাতীয় বৃক্ষে 

ঝুলিয়ে রেখেছেন এবং নিজে সুন্দর ও উঁচু একটি চেয়ারে, যেখানে পৌছা 

সুশকিলের ব্যাপার, উপবেশন করেন। তীর পাশে তীর, ধনুক, নেখা, 


২১৬ | সংগ্রামী সাধকদের ইতিহাস 


কামানসহ সব ধরনের অন্ত্রশস্ত্রের পাহাড় জমে আছে যার পরিমাণ ও 
পরিসংখ্যান একমাত্র বাদশাহ্‌ ভিন্ন আর কেউ জানে না। এরপর তিনি এসব 
অস্ত্রশস্ত্র ভেতর যেটি তার ইচ্ছা- ঝুলন্ত বন্দীর দিকে নিক্ষেপ করছেন। 
তাহলে এই তামাশা দেখবার দর্শকের জন্য এটা কি সমীচীন হবে যে, তারা 
সুলতানের দিক থেকে তাদের দৃষ্টি ফিরিয়ে নেবে এবং তার থেকে ভয় ও আশা 
ছেড়ে দেবে এবং গাছে ঝোলানো কয়েদীর কাছেই আশা করবে এবং তার 
প্রতিই ভয়ভীতি রাখবে? যে ব্যক্তি এমনটি করবে সে কি বুদ্ধিহীন ও নিছক 
পাগল বলে বিবেচিত হবে নাঃ অতএব, জেনে রেখো, দৃষ্টির পর অন্ধত্ব, 
মিলনের পর বিচ্ছিন্নতা, উন্নতির পর অবনতি, হিদায়াতের পর গোমরাহী এবং 
ঈমানের পর কুফর থেকে আল্লাহ্‌র আশ্রয়ই শ্রেষ্ঠ ও সর্বোত্তম অবলম্বন ।১ 


অন্য এক মজলিসে তওহীদ ও আখলাক এবং আল্লাহ্‌ ভিন্ন অন্য সমস্ত কিছুর 
সঙ্গে সম্পর্কচ্ছেদের তা'লীম তিনি এভাবে দেন ৪ 

তার ওপরই নজর রাখো যিনি তোমার ওপর নজর রাখেন। তার সামনেই 
থাকো যিনি তোমার সামনে থাকেন। তার সঙ্গে মুহববত করো যিনি তোমাকে 
সুহব্বত করেন। তীর কথা মেনে চলো যিনি তোমাকে ডাকেন । নিজের হাত 
তাকেই দাও যিনি তোমাকে পতনের হাত থেকে রক্ষা করবেন, মূর্খতার 
অন্ধকার থেকে টেনে বের করবেন, ধ্বংসের হাত থেকে বীচাবেন, ময়লা 
আবর্জনা ধুয়ে তোমাকে অপবিভ্রতা থেকে পবিত্র করবেন। তিনিই তোমাকে 
পচা-আবর্জনা, হীনতা-দীনতা এবং বদকার নফ্স ও পথভ্রষ্ট সাথী-সঙ্গীদের 
থেকে নাজাত দেবেন, নাজাত দেবেন এঁ সব প্রবৃত্তিজাত শয়তান, জাহিল 
দোস্ত, আল্লাহ্র পথের লুটেরা এবং সুন্দর, পবিত্র, উত্তম ও পছন্দনীয় বস্তু 
থেকে, বঞ্চনাকারীদের হাত থেকে। অভ্যাস আর কতক্ষণ? স্বভাব ও প্রকৃতির 
এই বিকৃতি আর কতদিন? কামনা-বাসনা আর কত? গর্ব ও উদ্ধত্যই বা আর 
কতদিন? দুনিয়া আর কতক্ষণ? সামনেই তো আখিরাত । সত্য ব্যতিরেকে আর 
কতদিন থাকবে? কোথায় চলেছো তোমরা (সেই মহান আল্লাহ্‌কে ছেড়ে যিনি) 
সকল বস্তুর সৃষ্টা ও নির্মাণকারী? যিনি আদি ও অন্ত, যিনি প্রকাশ্য ও অপ্রকাশ্য : 
হৃদয়ের ভালবাসা, আত্মার প্রশান্তি, অভাব থেকে মুক্তি, দয়া-দাক্ষিণ্য সব 
কিছুই সেই মহান সত্তার পক্ষ থেকে এবং তীরই দিকে সব কিছুর 
প্রত্যাবর্তন।২ 


>. রমুযু'ল-গায়ব তরজমা ফতুহু'ল-গায়ব, নিবন্ধ ১৭, পৃ. ৪৯। 
২. রমুয়'ল-গায়ব-নিবন্ধ ৬২. ১৫৭ পৃ. । 


“আবদুল কাদির জিলানী রি) ২১৭ 


অপর এক মজলিসে তওহীদ সম্পর্কে তিনি খোলাখুলিভাবে বলেন : 


গোটা সৃষ্টি জগত অক্ষম ও দুর্বল । কেউ তোমাকে লাভবান করতে পারে না, 
ক্ষতিত্রস্তও করতে পারে না। লাভ-ক্ষতি সব কিছুই আল্লাহ্‌ তা'আলা কোন না 
কোন সৃষ্টির হাত দিয়ে করিয়ে থাকেন। যা কিছু তোমার জন্য উপকারী অথবা 
অপকারী, আল্লাহ্‌র জ্ঞান মুতাবিক সে সব কিছুই তোমার ভাগ্যে লেখা হয়ে 
গেছে। এর অন্যথা হবার নয় যারা তওহীদবাদী ও নেককার- তারা অবশিষ্ট 
সৃষ্টি জগতের ওপর আল্লাহ্‌র নিদর্শন । এঁদের ভেতর কেউ কেউ এমন আছেন 
খীরা প্রকাশ্য ও অপ্রকাশ্য উভয় দিক দিয়েই দুনিয়া থেকে অনাবৃত উন্যক্ত, 
যদিও তারা ধনাঢ্য । এই কলব যার পরিষ্কার, যে ব্যক্তি একে করায়ত্ত করতে 
পেরেছে, গোটা সৃষ্টি জগতের সে বাদশাহী পেয়ে গেছে। গাহলোয়ান সেই, 
বাহাদুর সেই, যে তার কলবকে আল্লাহ ভিন্ন অপর সব কিছু থেকে পাক 
রেখেছে এবং কলবের দরজার উপর তওহীদের তলোয়ার ও শরীয়তের 
তরবারি নিয়ে দীড়িয়ে রয়েছে এই সংকল্প নিয়ে যে, সৃষ্টি জগতের কাউকেই 
সে তার কলবের ভেতরে প্রবেশ করতে দেবে না। সে তার কলবকে- যিনি 
সক শন্লিবা'ল-কু'লুব, জেত্তর-মনের গতিপথ পরিবর্তনকারী) তার সঙ্গে জুড়ে 
দিয়েছে। সে এমন ব্যক্তি যার বাহ্যিক দিককে শরীয়ত ভদ্রতা শেখায় এবং 
অভ্যন্তর ভাগকে তওহীদ ও মা'রিফত শালীন রাখে ।১ 


তিনি বাতিল মা“বুদের ব্যাখ্যা করতে গিয়ে বলেন ৪ 


আজ তুমি আস্থা স্থাপন করছ নিজের নফসের ওপর, সৃষ্টি জগতের ওপর, 
টাকা-পয়সার ওপর, ক্রয়-বিক্রয়ের ওপর এবং নিজ শহরের শাসকের ওপর । 
প্রকৃতপক্ষে এমন প্রতিটি বন্ধু যার ওপর তুমি আস্থা স্থাপন করবে সেই তোমার 
মাবুদ । এমন প্রত্যেক ব্যক্তি যাকে তুমি ভয় করবে কিংবা যার সম্পর্কে কিছু 
আশা পোষণ করবে, সেই তোমার মা'বৃদ। এমন প্রত্যেক ব্যক্তি যার সম্পর্কে 
তুমি মনে কর যে, আল্লাহ তাআলাই তার হাতে তোমার ভাল-মন্দ কিংবা 
লাভ-ক্ষতির দায়িত্ব দিয়েছেন- সেই তোমার মা'বুদ ।২ 

আল্লাহ্‌র মর্ধাদাবোধ, (কল্পিত) অংশীদারদের প্রতি ঘৃণা পোষণ এবং মানুষের 

প্রিয় বন্তুগুলোর ছিনতাই ও নষ্ট হয়ে যাবার গূঢ় রহস্য সম্পর্কে তিনি বলেন : 


১. ফুয়ুয-ই-য়াযদানী, তরজমা-আল ফাতহু "র-রববানী, মজলিস ১৩, পৃ. ৮৯। 
২. ফুয়ুয-ই-য়াযদানী, তরজমা আল-আল-ফাতহু"র-রববানী-মজলিস ২০, ১৩৭ পৃ. । 


২১৮ সংঘামী সাধকদের ইতিহাস 


তোমরা অনেক সময়.-বলে থাক, “আমি যাকে ভালবাসি তার সাথে আমার 
ভালবাসা থাকে না,.সে ভালবাসায় ফাটল ধরে কিংবা বিচ্ছিন্নতা দেখা দেয় 
অথবা ষাকে তালবাসি-সে মারা যায় অথবা তার প্রতি বিরক্তি ও অসন্তুষ্টির 
কারণ ঘটে । যদি সম্পদ ভালবাসি তাহলে তা নষ্ট হয়ে যায় অথবা হস্তচ্যুত 
হয়।” তাহলে শোনো, হে আল্লাহ্‌র প্রিয়ভাজন! হে আল্লাহ্‌র অনুগ্রহপ্রাপ্ত! হে 
আল্লাহ্‌র চোখের মণি! হে এ ব্যক্তি যার জন্য আল্লাহ্‌র মর্যাদাবোধ জাগ্রত 
হয়! তোমরা কি জান না যে, আল্লাহ্‌র মর্ধাদাবোধ তীব্র! তিনি তোমাদেরকে 
তার জন্যই পয়দা করেছেন, অথচ তোমরা অন্যের হয়ে থাকতে চাও। তোমরা 
কি আল্লাহ্‌র এ বাণী শোননি যে, আল্লাহ এ সমস্ত লোকের প্রতি সন্তুষ্ট এবং 
তারাও আল্লাহ্‌র প্রতি সন্তুষ্ট? তোমরা কি আল্লাহ্‌র এ বাণীও শোননি, “আমি 
জিন ও মানব জাতিকে কেবল এজন্যই সৃষ্টি করেছি যেন তারা আমার “ইবাদত 
করে!” তোমরা কি রসূল (সা)-এর এ বাণী শোননি, “আল্লাহ যখন কোন 
বান্দাকে ভালবাসেন তখন তাকে পরীক্ষার মাঝে নিক্ষেপ করেন? যদি সে সবর 
করে তাহলে তিনি তাকে একাকীত্ের মাঝে ছেড়ে দেন।” জিজ্ঞাসা করা হ’ল, 
“ইয়া রাসূলাল্লাহ! একাকীত্বের মাঝে ছেড়ে দেবার অর্থ কি?” বলা হ'ল, “তার 
ধন-সম্পদ ও সন্তান-সন্ততি অবশিষ্ট রাখা হয় না। এটা এজন্য যে, সম্পদ ও 
সন্তান-সন্ততি থাকলে স্বভাবতই সে এগুলোর প্রতি মোহাবিষ্ট থাকবে এবং 
আল্লাহ্‌র সঙ্গে তার যে মুহব্বত তা বিভিন্ন পর্যায়ে খণ্ডে খণ্ডে বিভক্ত হয়ে হক ও 
বে-হকের মধ্যে ভাগাভাগির সৃষ্টি হবে। আর আল্লাহ্‌ এই ভাগাভাগি বা 
অংশীদারিভ কবুল করেন না ।” তিনি সূক্ষ্ম মর্ধাদাবোধসম্পন্ন । প্রতিটি বস্তুর 
ওপরই তিনি প্রবল ও শক্তিমান, এমন কি তখন তিনি তার শরীরকে ধ্বংস ও 
নিশ্চিহ্ন করে দেন যাতে তীর বান্দাহ্র দিল খালেস ও নির্ভেজাল থাকে যে 
কোন শরীক হতে ৷ সে মুহূর্তে তীর বাণী, “তিনি এ সমস্ত লোককে ভালবাসেন 
এবং তারাও ভালবাসে তাকে”--এর সত্যতা প্রকাশিত হয়, এমন কি দিল্‌ যখন 
(আল্লাহ্‌র এ সব কৃত্রিম) শরীক ও দাবিদার থেকে, পরিবার-পরিজন, স্বাদ, 
কামনা-বাসনা থেকে মুক্ত ও পবিত্র হয়ে যায়- তখন তার ভেতর কোন ইচ্ছা 
কিংবা আকাজ্ষাই আর অবশিষ্ট থাকে না। তখন তা এ ছিদ্রমুক্ত পাত্রের মত 
হয়ে যায় যার ভেতর কোন জিনিসই দীড়ায় না । যখন তার ভেতর কোন ইচ্ছা 
ও অভিপ্রায় জাগে তখন আল্লাহ্‌র কর্ম ও মর্যাদাবোধ তাকে ভেঙে গুঁড়িয়ে দেয়, 
তার দিলের চতুষ্পার্থে মর্যাদা, মাহাত্ম্য ও ভীতির পর্দা ফেলে দেওয়া হয় এবং 


“আবদুল কাদির জিলানী (র) ২১৯ 


তার ধার ঘেঁষে অহঙ্কার ও প্রভাবের পরিখা খনন করা হয়। এতে তার দিলে 
কোন জিনিসের আকাভক্ষাই প্রবেশ করতে পারে না। তখন দিল, আসবাব 
অর্থাৎ সম্পদ, পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব, কারামত, হিকমত, বর্ণনাশক্তি 
কোন কিছুই তার জন্য ক্ষতির কারণ হয় না! কেননা এ সব তার দিলের 
বাইরে থাকে । আল্লাহ তা'আলা তখন মর্যাদাবোধের ক্ষেত্রে এসবকে আর 
প্রতিদ্বন্দ্বী ভাবেন না, বরং এসব জিনিসই আল্লাহ্‌র পক্ষ থেকে বান্দার জন্য 
আনন্দের উপকরণ, কারামত, রিষৃক ও নিয়ামত হিসাবে প্রতিভাত হয়। তখন 
যে লোকই তার নিকট আসে তিনি তার উপকারার্থে কাজ করেন।১ 


পরাভূত ও পরুদত্ত দিলের সান্ত্বনা 

হযরত শায়খ রে)-এর যমানায় একটি শ্রেণী এমন ছিল যারা নিজেদের 
‘আমল, আখলাক ও ঈমানী অবস্থার দিক দিয়ে দরিদ্র ও পশ্চাৎপদ ছিল, কিন্তু 
পার্থিব ও জাগতিক দিক দিয়ে ছিল উন্নত ও সৌভাগ্যবান। এর বিপরীতে অপর 
শ্রেণী ছিল জীবিকার দিক দিয়ে দরিদ্র, পার্থিব ও জাগতিক দিক দিয়ে বঞ্চিত, 
অসহায় ও নিঃস্ব, কিন্তু ‘আমল ও আখলাকের দিক দিয়ে উন্নত এবং ঈমানী 
অবস্থার দিক দিয়ে ভাগ্যবান ও এঁশ্বর্যশালী। তারা প্রথম শ্রেণীর কামিয়াবী, 
সাফল্য ও উন্নতিকে কতক সময় ঈর্ধার চোখে দেখত এবং নিজেদেরকে কোন 
কোন সময় বঞ্চিত ও ব্যর্থ মনে করত। হযরত শায়খ (র) মানসিক দিক দিয়ে 
সেই পরাজিত ও পর্যুদস্ত শ্রেণীর লোকদের মনকে প্রবোধ দেন, তাদের ওপর 
আল্লাহ্র যে সব দান ও অনুগ্রহ রয়েছে তার উল্লেখ করে সেই বৈশিষ্ট্য ও 
পার্থক্যের পেছনে যে গৃঢ় কারণ তাও অতি সুন্দরভাবে বর্ণনা করেন । তিনি বলেন: 


ওহে শুন্য হস্তের অধিকারী ফকীর! ওহে সেই ব্যক্তি যার সম্পর্কে তামাম 
দুনিয়া বিদ্রোহী হয়ে উঠেছে! ওহে নাম-নিশানাশূন্য অখ্যাত অজ্ঞাত ব্যক্তি! 
ওহে ক্ষুধার্ত, পিপাসার্ত, নগ্ন ও ভগ্ন হৃদয় মানব সন্তান! ওহে মসজিদ ও 
শুঁড়ীখানা থেকে বহিষ্কৃত ব্যক্তি! ওহে প্রতিটি দরওয়াজা থেকে বিতাড়িত বনী 
আদম! ওহে মনোরথ পূরণে বঞ্চিত, মাটির ওপর পতিত ব্যক্তি! ওহে সেই 
ব্যক্তি যার দিলে সমাহিত (দাফনকৃত) আশা-আকাজ্কা ও কামনা-বাসনার 
ঘর-বাড়ি পুরুানুক্রমে আবাদ রয়েছে! .... তুমি এটা ব’ল না যে, “আল্লাহ 
আমাকে ধ্বংস ও পয়মাল করে দিয়েছেন, আমাকে পরিত্যাগ করেছেন, আমার 
১. রমুযু'ল-গায়ব, ৩২নং নিবদ্ধ, ৮৪-৮৬ পৃ. । 


২২০ সংগামী সাধকদের ইতিহাস 


সঙ্গে শত্রুতা করেছেন, আমাকে পর্ুদস্ত করেছেন, আমার দিকে এতটুকু 
তাকান নি, আমাকে অবনমিত করেছেন, দুনিয়াতে আমাকে এতটুকু প্রাচুর্য 
দেননি, আমাকে নাম-নিশানাহীন ও অজ্ঞাত বানিয়ে রেখেছেন- সৃষ্টি জগতে ও 
আমার ভাইদের মাঝে, অথচ অন্যের ওপর তীর সমস্ত নিয়ামত বর্ষণ 
করেছেন। এ সমস্ত নেয়ামতের ভেতর সে রাত-দিন অতিবাহিত করে, তাকে 
আমার ও আমার দেশবাসীর ওপর ফযীলত ও মর্যাদা দিয়েছেন, অথচ সেও 
যেমন মুসলিম, আমিও তেমনি মুসলিম ৷ একই পিতা মাতা-আদম ও হাওয়ার 
সন্তান আমরা উভয়েই । (ওহে ফকীর)! আল্লাহ তোমার সঙ্গে এরূপ আচরণ 
তোমার উপকরার্থেই করেছেন। এই আচরণের ফলেই তোমার প্রকৃতি ও 
স্বভাব এটেল মাটির মত বালুশুন্য এবং রহমতের বারিধারা বর্ষিত হচ্ছে, 
তোমার ওপর অব্যাহত ধারায় ধৈর্য, তুষ্টি, আনুকূল্য ও ইয়াকীন,জ্ঞান ('ইল্ম), 
ঈমান ও তওহীদের মত মুল্যবান আলোকরশ্মি তোমার আশেপাশে প্রজ্বলিত। 
তোমার ঈমানের বৃক্ষ স্বস্থানে সুদৃঢ়ভাবে দাড়িয়ে আছে। তাতে কলি হচ্ছে, 
ফল হচ্ছে, বৃদ্ধি ঘটছে, ডালপালা বিস্তার লাভ করছে। বৃক্ষটি ছায়া দিচ্ছে এবং 
দিনের পর দিন বেড়ে চলেছে। তাকে বাড়বার, লালন-পালন করবার জন্য সার 
দেবার দরকার নেই। এ ব্যাপারে আল্লাহ তা'আলা তোমার হুকুম থেকে মুক্ত 
এজন্য যে, তিনি নিজেই তোমার প্রয়োজন সম্পর্কে ভালভাবে জ্ঞাত আছেন। 
তিনি ইহকালীন জীবনে তোমাকে উচ্চ মর্ধাদা দান করেছেন এবং 
শান্তি-মঙ্গলের অধিকারী বানিয়েছেন । আর পরলোকে তোমার জন্য এত বেশি 
অনুগ্রহ রেখেছেন, যা কারো চোখ দেখেনি, কারো কান শোনেনি এবং কারো 
অন্তর তার কল্পনাও করতে পারেনি। আল্লাহ তা'আলা বলেন, “কেউই জানে 
না তার জন্য তার কৃতকর্মের বিনিময় হিসাবে নয়ন প্রীতিকর কী পুরস্কার 
রক্ষিত আছে।” | 

অপরদিকে যে.সমস্ত লোককে আল্লাহ পাক অনুগৃহীত ক্রেছেন, দুনিয়ায় 
বিত্ত-সম্পদের অধিকারী করেছেন এবং জাগতিক ও পার্থিব নিয়ামত দান 
করেছেন, তাদের প্রতি এ আচরণ ও এ অনুগ্রহ করেছেন এজন্য যে, তাদের 
ঈমানের জায়গাটি এমন বালুকাময় ও প্রস্তর-সংকুল যে, সেখানে পানি 
আটকিয়ে রাখা এবং উদ্ভিদ, শস্য ও ফলবান বৃক্ষ জন্মানো কষ্টসাধ্য ব্যাপার 
তবে তেমন যমীনেও গোবর ও সার প্রয়োগ করে চারা ও বৃক্ষের প্রতিপালন 
সম্ভব। আর দুনিয়ার সার হচ্ছে এ সমস্ত পার্থিব সামান (সাজ-সরঞ্জাম ও 
উপকরণ), যা দ্বারা ঈমানী বৃক্ষ ও চারারূপী ‘আমল যা এঁ ব্যক্তির ভূ-খণ্ডে 


‘আবদুল কাদির জিলানী (র) ২২১ 


গজিয়েছে- তার রক্ষণাবেক্ষণ হতে পারে। যদি এ সব উপকরণ তার থেকে 
ছিনিয়ে নেওয়া হয় তাহলে চারা গাছ ও বৃক্ষ শুকিয়ে যাবে, তাতে ফল ধরবে 
না, গোটা সংসারটাই বিরান হয়ে যাবে, অথচ আল্লাহ তা টিকিয়ে রাখার ইচ্ছা 
রাখেন। অতএব, ওহে ফকীর! জেনে রেখ, ধনবান ব্যক্তির ঈমানী বৃক্ষের 
ভিত্তিমূল দুর্বল ও কমযোর, আর তোমার ঈমানী বৃক্ষ সজীব ও ফলে-ফুলে 
সুশোভিত ৷ ধনবান ব্যক্তির ঈমানকে এসব জিনিস দ্বারা মযবুত রাখা হয়েছে 
যা তার আশেপাশে নানা নিয়ামতরূপে তোমার দৃষ্টিগোচর হয়। বৃক্ষের 
দুর্বলতার সুযোগে যদি এসব বস্তু তার থেকে পৃথক করে দেওয়া হয় তাহলে 
তার ঈমানী বৃক্ষ শুকিয়ে গিয়ে কুফর ও অস্বীকৃতির বৃক্ষে পরিণত হবে এবং 
সে মুনাফিক ও ধর্মত্যাগী (মুরতাদ)-দের অন্তর্ভুক্ত হয়ে যাবে । এ পরিস্থিতিতে 
অবশ্য আল্লাহ্‌ তা'আলা তীর খাস মেহেরবানীতে ধনবানদের প্রতিও সবর ও 
তুষ্টি, ইয়াকীন ও “ইলম এবং বিভিন্ন রকমের সেনাবাহিনী পাঠান যার ফলে 
তার ঈমান শক্তিশালী হয়ে যায় এবং তার থেকে ধনাট্যতা ও নিয়ামত আলাদা 
হয়ে গেলেও সে ওসবের কোন পরওয়া করে না।১ 


দুনিয়ার সভ্যিকার মর্যাদা ও অবস্থান 

হযরত শায়খ (র) বৈরাণ্যবাদের শিক্ষা দিতেন না। দুনিয়ার ব্যবহার এবং 
তার থেকে প্রয়োজনানুপাতে উপকার ও কল্যাণ লাভ করতে তিনি কাউকে নিষেধ 
করতেন না। তিনি শুধু এর পূজা ও দাসত্ব এবং এর প্রতি আত্মিক ভালবাসার 
সম্পর্ক প্রতিষ্ঠা করতে নিষেধ করতেন। তীর ওয়াজ বস্তৃতপক্ষে নবী করীম 
(সা)-এর হাঁদীছ- 5,530 Mas L519 p<! 5৪1৩ 155০॥ ০1 (তোমাদের জন্য দুনিয়া 
ৃষ্টি করা হয়েছে আর আখিরাতের জন্য সৃষ্টি করা হয়েছে তোমাদেরকে) অর্থাৎ 
দুনিয়া তোমাদের জন্য বাদী- অনুযায়ী ছিল। 


একবার তিনি বলেন : 


দুনিয়ার মধ্য থেকে নিজ বন্টিত দ্রব্য এমনভাবে খেয়ো না যাতে দুনিয়া বসে 
থাকে আর তুমি থাক দীড়িয়ে; বরং তুমি তার থেকে এমনভাবে খাও যাতে 
তুমি বসে থাক এবং সে পাত্র মাথায় তোমার সামনে দাড়িয়ে থাকে । দুনিয়া 
তারই খিদমত করে যে আল্লাহ তা'আলার অপার রহমতের দরওয়াজায় গিয়ে 


১, ফুযুষ-ই-য়াষদানী, ২১তম মজলিস, ১৪৫ পৃ. । 


২২২ সংগ্রামী সাধকদের ইতিহাস 


(হাত পেতে) দাড়ায়, আল্লাহ তাকে অবমানিত করেন। খাও, আল্লাহ্‌র সঙ্গে; 
সম্মান ও ধনাঢ্যতার কদমের ওপর ।৯ 

অন্য একবার বলেন : 
দুনিয়া হাতে রাখা জায়েয, পকেটে রাখা জায়েয, ভাল কোন নিয়তে তাকে 
জমা রাখাও জায়েয; কিন্তু হৃদয়ে রাখা জায়েয নয় (যাতে করে অন্তর থেকে 
তুমি তাকে প্রিয় জ্ঞান করতে শুরু কর) 1২ 


খলীফা ও সমসাময়িক শাসকদের সমালোচনা 

হযরত শায়খ রে) কেবল ওয়া'জ-নসীহত ও ধর্মের প্রতি মৌখিক অনুপ্রেরণা 
দানকেই যথেষ্ট মনে করতেন না, বরং যেখানেই প্রয়োজন বোধ করতেন অত্যন্ত 
পরিষ্কার ভাষায় নিভীকভাবে আমরু বি'ল-মা“রূফ ওয়া নাহী “আনিস্ল-মুনকার তথা 
সৎ কাজে আদেশ ও অসৎ কাজ থেকে নিষেধ করাকে অপরিহার্য মনে করতেন। 
শাসক, সুলতান ও তৎকালীন খলীফারও তিনি কঠোর সমালোচনা করতেন এবং 
তীদের অন্যায় কর্ম ও ভুল সিদ্ধান্তের নিন্দা জ্ঞাপন থেকে পরাঙমুখ থাকতেন না। 
এ ক্ষেত্রে তিনি কঠোর প্রভাব-প্রতিপত্তি ও ভীতিকর ব্যক্তিত্বেরও কোন পরওয়া 
করতেন না। হাফিজ ‘ইমাদুদ্দীন ইবনে কাছীর তীর বিখ্যাত ইতিহাস গ্রন্থে 


৩৮১ 9১১11৩44980 ০৪৮০ ০০ ললিত ৪৩০৮০ lb 9৮৪ 
১৭৭] ০০3১৪ MANE ১০১০ 1০ 41152 peas alll Lally SLAMS 
১১ ২৩৭ ll ০৪৯ 5০৪ ৩ 25181 dp ০০ ওহ ০৫৭৩ এ ০৪ 
তিনি খলীফা, উধীর, সুলতান, বিচারের দায়িত্বে সমাসীন ব্যক্তিবর্গ এবং 
বিশিষ্ট ও সর্বসাধারণ সবাইকেই আমরু বি'ল-মা“রুফ ওয়া নাহী “আ-নি'ল 
মুনকার তথা সৎ কাজে আদেশ ও অসৎ কাজ থেকে নিষেধ করতেন এবং 
অত্যন্ত স্পষ্ট ভাষায় ও সাহসিকতার সঙ্গে প্রকাশ্য জনসমাবেশে ও মসজিদের 
মিশ্বরে দাড়িয়ে প্রকাশ্যে তাদের ক্রুটি ধরতেন। যিনি কোন জালিমকে শাসক 
হিসাবে নিযুক্তি দিতেন তিনি তীর নিযুক্তির ব্যাপারে আপত্তি উথাপন করতেন 
এবং আল্লাহ্‌র ব্যাপারে কোন নিন্দুকের নিন্দা বাক্যের পরওয়া করতেন না।৩ 
‘ক ণলাইদু'ল-জাওয়াহির' প্রণেতা লিখেছেন : খলীফা মুক'তাফী লি-আমরিল্লাহ 
কাষী আবু'ল-ওয়াফা ইয়াহইয়া ইব্‌ন সা“ঈদ ইবন ইয়াইইয়া ইবনু'ল- 
১. ফুয়ুয-ই-য়াযদানী, ২১তম মজলিস. ১৪৫ পৃ.। 


২. ফুয়ুয-ই-যাষদানী, ১৫তম মজলিস, ৩৬ পৃ 
কালাইদু'ল-জাওয়াহির, পৃ. ৮) 


'আবদুল কাদির জিলানী রে) ২২৩ 


মুজাফ্ফারকে, যিনি 'ইবনু*ল-মুরজাম আজ-জালিম' উপাধিতে কুখ্যাত ছিলেন, 

কাধী নিযুক্ত করলে হযরত শায়খ (র) প্রকাশ্য মিম্বরে দাড়িয়ে খলীফাকে সম্বোধন 

করে বলেছিলেন : 

৩০1০ ps sl alll কও Sie fat lala Le ০08118001০০ le ৪৫৩ 
তুমি মুসলমানদের ওপর এমন এক ব্যক্তিকে শাসক নিযুক্ত করেছ যার 
চাইতে বড় জালিম আর নেই। কাল কিয়ামতের ময়দানে তুমি আল্লাহ্‌ 
রাবরু'ল-“আলামীন, যিনি আরহাণয়ু'র-রাহি'মীনও বটেন-এর সামনে এর কী 
জওয়াব দেবে? 

পড়েন এবং তখনই উক্ত কাষীকে তার পদ থেকে অপসারিত করেন ।১ 
হযরত শায়খ রে) সেই সব “দরবারী ও সরকারী” “আলিম-'উলামা ও 

মাশায়েখদের কঠোরভাবে প্রত্যাখ্যান করতেন এবং নিভীকিভাবে তাদের স্বরূপও 

উদ্ঘাটন করতেন যারা তাক-ওয়া ও আল্লাহ-ভীতি ছেড়ে ক্ষমতাসীনদের 
মোসাহেবী অবলম্বন করেছিল এবং ওদের সুরে সুর মেলানো যাদের স্বভাবে 

পরিণত হয়েছিল, যাদের কারণেই আল্লাহ্‌র অবাধ্যতার ক্ষেত্রে এ সব সুলতান ও 

শাসকদের দুঃসাহস আরো বেড়ে গিয়েছিল। একবার এই শ্রেণীর লোকদের 

সম্বোধন করতে গিয়ে বলেন : 

ওহে "ইল্ম ও ‘আমলে খেয়ানতকারী ব্যক্তিগণ! তোমাদের সাথে তার কী 
সম্পর্ক? ওহে আল্লাহ ও তার রসূলের দুশমন দল! ওহে আল্লাহ্‌র বান্দাদের 
নুষ্ঠনকারী দুর্বৃত্তের দল! তোমরা প্রকাশ্য জুলুম ও মুনাফিকীতে লিপু রয়েছ। 
তোমাদের এই মুনাফিকী আর কতদিন থাকবে? ওহে 'আলিমগণ! ওহে 
বুযুর্ণের দল! আর কত দিন তোমরা মুনাফিকী করে বাদশাহ ও সুলতানদের 
পার্থিব অর্থ-বিত্ত, ধন-সম্পদ এবং তাদের স্কুর্তি ও কামনা-বাসনার সঙ্গী হয়ে 
থাকবে? তোমরা ও অধিকাংশ বাদশাহ এ যুগে আল্লাহ্র অবদান ও তীর 
বান্দাদের সম্পর্কে জালিম ও খেয়ানতকারীতে পরিণত হয়েছ। হে আল্লাহ! এই 
মুনাফিকদের শান-শওকত ভুমি ভেঙে গুঁড়িয়ে দাও এবং তাদেরকে হেয় ও 
অপমানিত কর অথবা তাদের তুমি তওবাহ করবার তওফীক দাও ৷ জালিমদের 
দুর্গ তুমি ধ্বসিয়ে দাও এবং তোমার যমীনকে তুমি তাদের থেকে পবিত্র কর 
অথবা-তাদের সংশোধন কর । ২ 


'ল-জাওয়াহির, 
ইহাই মল পৃ. ৩৬৩। 


২২৪ সংগ্রামী সাধকদের ইতিহাস 


অন্য একবার এ শ্রেণীরই লোকদের সম্বোধন করতে গিয়ে তিনি বলেন : 


তোমাদের কি লজ্জা হয় না.যে,তোমাদের লোভ-লালসাই জালিমের খেদমত 
ও হারামখোরীতে তোমাদের উৎসাহিত করছে! আর কতদিন তোমরা হারাম 
খাবে এবং কতদিন এ সব (জালিম) বাদশাহর খিদমতগার হিসাবে থাকবে? 
যাবে এবং তোমাদের শেষ পর্যন্ত সেই আল্লাহ্‌র খিদমতে হাযির হতে হবে, 
যীর সত্তা অবিনশ্বর, যিনি ধ্বংস ও পতনের হাত থেকে চির মুক্ত ।১ 


দীন (ইসলাম)-এর জন্য অন্তর্জ্জীলা ও উৎকন্ঠা 
হযরত শায়খ রে) মুসলমানদের ধর্মীয়, নৈতিক ও চারিত্রিক অধঃপতন (যার 
সবচেয়ে বড় কেন্দ্র ছিল তখনকার বাগদাদ) প্রত্যক্ষ করে দারুণ যাতনা অনুভব 
করতেন। তীর এই মানসিক অনুভূতি ও বেদনাকে তিনি কতক মুহূর্তে লুকিয়ে 
রাখতে পারতেন না, তীর প্রদত্ত খুতবা ও ওয়াঁজে তা উদ্বেল হয়ে উঠত । 
একবার তিনি বলেন : 
জনাব রসূলুল্লাহ (সা)-এর (আনীত) ধর্মের প্রাচীর ক্রমে ক্রমে খসে পড়ছে 
এবং তার ভিত্তি ধ্বসে যাচ্ছে। ওহে যমীনের অধিবাসীবৃন্দ! এস, যা পড়ে গেছে 
আমরা তা মববুত করে (টেনে) তুলি এবং যা ধ্বসে গেছে তাকে ঠিক-ঠাক 
করি। একের দ্বারা এ কাজ হুবার নয়। আমাদের সবাইকে মিলিতভাবে কাজ 
করতে হবে। ওহে চাদ ও সুরুজ! ওহে দিন! তোমরা সবাই এস ।২ 
আর একবার তিনি বলেন ৪ 
ইসলাম কীদছে এবং পরিত্রাণ চাচ্ছে ফাসিক, বিদ“আতী, গোমরাহ পেত্রান্ত 
ও পথভ্রষ্ট), ধৌকাবাজ ও ষড়যন্ত্রের পোশাক পরিহিত মুনাফিকদের বাড়াবাড়ি 
থেকে । নিজেদের পূর্ববর্তী ও সন্দুখবর্তী লোকদের দিকে তাকিয়ে গভীরভাবে 
ভেবে দেখ, যারা সৎ কাজে আদেশ দিতেন, অসৎ কাজ থেকে নিষেধ 
করতেন, যারা খানাপিনা করতেন এবং পৃথিবীর বুকে চলাফেরা করতেন তারা 
আকস্মিকভাবে ইনতিকাল করে আজ এমনই হয়ে গেছেন যে, মনে হচ্ছে, 
পৃথিবীর বুকে কোনদিন তাদের অস্তিতুই ছিল না। কী কঠিন তোমার অন্তর! 
কুকুরও শিকার করা, ক্ষেত-খামার ও পশুগালের পাহারা দেওয়া এবং সম্পদের 
হেফাজত করার ক্ষেত্রে আপন মালিকের অনুগত থাকে এবং তাকে দেখে 
১. ফুয়ুয-ই-য়াযদানী, মজলিস ৫২, পৃ. ৩৭২; ২. মলফুজাত, ৬৪৯ পৃ. । 


“আবদুল কাদির জিলানী (র) ২২৫ 


খুশীতে লেজ ও মাথা নেড়ে আনন্দ প্রকাশ করে, অথচ মালিক তাকে সন্ধ্যা 
বেলা কেবল এক-দুই লুকমা (গ্রাস) খাবারই দেয়! আর তুমি সব সময় 
আল্লাহ্র দেয়া নানা ধরনের নেয়ামত দ্বারা পরিতৃপ্ত সহকারে উদর পূর্তি 
করছো। কিন্তু সে সব নেয়ামত দেবার পেছনে দানকারীর যে উদ্দেশ্য 
ক্রিয়াশীল-না তুমি তা পুরণ করছো, আর না ভুমি তার হক আদায় করছো; 
(বরং এর বিপরীতে) তুমি তীর নির্দেশ প্রত্যাখ্যান করছো এবং শরীয়তের 
নির্দেশিত লীমারেখার হেফাজত করছো না।৯ 


বায়“আত ও তরবিয়ত 


তীর এসব প্রভাবমপ্তিত ও বিগ্নবাত্মক ওয়া“জ দ্বারা বাগদাদবাসীদের বিরাট 
আধ্যাত্মিক (রূহানী), নৈতিক ও চারিত্রিক কল্যাণ সাধিত হয় এবং হাযার হাযার 
মানুষের জীবন ও যিন্দেগীতে বৈপ্লবিক পরিবর্তন আসে বটে, তবে জীবনের গভীর 
পরিবর্তন, সামগ্রিক সংক্কার-সংশোধন ও স্থায়ী প্রশিক্ষণের জন্য দা'ওয়াতের যিনি 
দাণ্ঈ-তীর সঙ্গে স্থায়ী ও গভীর সম্পর্ক এবং অব্যাহত ও পর্যায়ক্রমিক সংক্কার- 
65৬ 

মজলিস প্রশিক্ষণের ক্ষেত্রে মাদ্রাসার মত সুশৃঙ্খল ও স্থায়ী হয় না। একমাত্র 

মাদ্রাসার ছাত্র ও শিষ্যদেরকেই ধারাবাহিক ও সুশৃঙ্খলভাবে তা'লীম ও তরবিয়ত 
দেওয়া এবং তাদের নিয়মিত দেখাশোনা করা সম্ভব। অপরদিকে মজলিসে 
অংশগ্রহণকারী শ্রোত্বর্গ স্বাধীন হয়ে থাকেন। এমনও হয় যে, শ্রোতা একবার মাত্র 
মজলিসে আসেন, দ্বিতীয়বার আর আসেন না কিংবা সর্বদা আসেন, কিন্তু তার 
অবস্থার কোন পরিবর্তন হয় না, বরং ভার জীবনে শূন্যতা এবং ধর্মীয় ও চারিত্রিক 
ফাটল বহালই থেকে যায়। 

মুসলিম জনবসতির বিস্তার, জীবন যাপনের দায়িত্ব বৃদ্ধি এবং রুটি-রূযীর 
ভাবনা তখন এতখানি বেড়ে গিয়েছিল যে, মাদরাসার মাধ্যমে (যেগুলোকে অনেক 
, রসম-রেওয়াজ ও বিধি-নিষেধ মেনে চলতে হয়) সাধারণ ও ব্যাপক সংক্কার- 
সংশোধন ও প্রশিক্ষণের কাজ নেওয়া সম্ভব ছিল না। তাই বড় ধরনের কোন ধর্মীয় 
ও আধ্যাত্মিক বিগ্রবও তখন আশা করা যেত না। এমতাবস্থায় মুসলমানদের 
বিরাট জনসংখ্য্যার ঈমানী পুনর্জীগরণের এমন কোন্‌ পথটি খোলা ছিল, যার 
মাধ্যমে সাধারণ মানুষ ধর্মীয় বিধি-নিষেধগুলো পরিপূর্ণ উপলব্ধি ও দায়িত্বানুভূতির 
সঙ্গে মেনে চলার অনুপ্রেরণা পেতে পারে, তাদের মধ্যে পুনরায় ঈমানী চেতনা ও 
১. এ, ৬৬১ পু. (ফুয়ুয-ই-য়াযদানী); 
সং্ঘামী সাধক-(১ম)-১৫ 


২২৬ সংঘামী সাধকদের ইতিহাস 


ধৰ্মীয় উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হতে পারে, তাদের মুর্দা দিল ও বিমর্ষ চিত্তে পুনরায় 
প্রেমের উত্তাপ সঞ্চারিত হতে পারে, তাদের নিঃশেষিত ও ক্ষয়প্রাপ্ত গ্রন্থি ও 
অস্থিমজ্জায় আবার চলৎশক্তি ও যৌবনের আমেজ, নফসানী (প্রবৃত্তিজাত) ও 
রহ "নী (আধ্যাত্মিক) রোগ-বাধির চিকিৎসা, ধর্মের ক্ষেত্রে সঠিক আলো ও বিশুদ্ধ 
হিদায়াত লাভ করতে পারে? পাঠক ইতোমধ্যে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে, এই 
মৌলিক দায়িত্‌ ও কর্তব্য ছিল খিলাফতের এবং এটা এজন্য যে, যে নবীর 
রতন ও সবের সহ ওপর এই খিলাফত কারেম ছিল, সা 
হযরত ওমর ইব্‌ন ‘আবদুল ‘আযীয রে)-এর ভাষায়: বিশ্ববাসীকে হিদায়াত 
করবার জন্যই তীকে পাঠানো হয়েছিল-রাজদ্ব আদায়কারী হিসাবে নয়; কিন্তু 
তখনকার খলীফারা এই দায়িত্ব ও কর্তব্য থেকে শুধু গাফিল ছিলেন বা দুরে সরে 
গিয়েছিলেন তাই নয়, বরং স্বীয় ‘আমল ও কৃতকর্মের দিক দিয়েও তীরা এর জন্য 
ক্ষতিকর এবং এ পথের প্রতিবন্ধক হয়ে দীড়িয়েছিলেন। উপরত্তু তারা এতখানি 
বদগুমান, কল্পনাগ্রবণ ও সন্দেহপরায়ণ ছিলেন যে, তারা নতুন কোন সংগঠন ও 
দা'ওয়াতকে- যার ভেতর নেতৃত্ব ও রাজনীতির সামান্যতম গন্ধও পাওয়া যেত, 
বরাদাশ্ত করতে পারতেন না এবং সেটাকে নিশি করে দিতে রয়াসী হতেন! 


এমতাবস্থায় মুসলমানদের মধ্যে নবতর ধর্মীয় চেতনা সৃষ্টি ও নতুন নিয়ম- 
শৃঙ্খলা স্থাপনের জন্য একটি মাত্র রাস্তাই খোলা ছিল এবং তা হ'ল, আল্লাহ্‌র 
কোন একনিষ্ঠ (মুখলিস) বান্দা মহানবী (সা)-এর প্রবর্তিত তরীকার ওপর ঈমান, 
“আমল ও শরীয়তের আনুগত্যের জন্য বায়'আত নেবেন। মুসলমানগণ তার 
হাতের ওপর স্বীয় সাবেক গাফিলতী ও জাহেলিয়াতী যিন্দেগী থেকে তওবা করবে 
এবং ঈমানের পুনরুজ্জীবন ঘটাবে। পয়গন্বরের সেই প্রতিনিধি তাঁদের ধর্মীয় 
তত্ত্বাবধান ও প্রশিক্ষণ দান করবেন, আপন সাহচর্যের মায়াবী প্রভাব, প্রেমের 
স্ফুলিঙ্গ ও নফসের উত্তাপ দ্বারা পুনরায় মুসলমানদের ঈমানের মধ্যে উত্তাপ, 
মুহুববত, খুলুসিয়াত, আল্লাহ্‌র জন্য সবকিছু বিলিয়ে দেওয়ার মানসিকতা, সুন্নাহ 
অনুসরণের আবেগ-উৎসাহ এবং পারলৌকিক জীবনের মঙ্গল কামনার উদ্দীপনা 
সৃষ্টি করে দেবেন। তার সাথে গড়ে ওঠা নতুন সম্পর্ক থেকে তারা অনুভব করবে 
যে, তারা একটি জীবন থেকে তওবাহ্‌ করে অপর একটি নতুন জীবনে পা রেখেছে 
এবং আল্লাহ্‌র সত্যিকার একজন বান্দাহ্র হাতে হাত দিয়ে দিয়েছে। আর এ 
আল্লাহ্‌র বান্দাও মনে করবেন যে, এ সব বায়'আতকারীর সংস্কার-সংশোধন ও 
প্রশিক্ষণ এবং তাদের দীনী ও ধর্মীয় খিদমত আল্লাহ্‌ তাআলা তার ওপরই 
সোপর্দ করেছেন। অতঃপর স্বীয় অভিজ্ঞতা, ইজতিহাদ এবং আল্লাহ্‌র কিতাব ও 


‘আবদুল কাদির জিলানী রে) ২২৭ 


রসূল (সা)-এর সুন্নাহর মূলনীতি ও শিক্ষা মুতাবিক তিনি তাদের ভেতর সঠিক 
আধ্যাত্মিকতা, তাক 'ওয়া, ঈমান, ইখলাস, ভক্তিপূর্ণ বিশ্বাস, ‘আমল ও “ইবাদত- 
বন্দেগীর ক্ষেত্রে একটি নব জীবন সৃষ্টির কোশেশ করবেন । উল্লিখিত বায়'আত ও 
তরবিয়তের মাধ্যমেই দীন ধর্মের একনিষ্ঠ দা'ঈগণ স্ব স্ব যুগে ধর্মের পুনরুজ্জীবন 
ও পুনর্জাগরণ এবং মুসলমানদের সংক্কার-সংশোধনের কাজ আঞ্জাম দিয়েছেন 
এবং আল্লাহ্‌র লাখ-লাখ বান্দাকে ঈমানের হাকীকত ইহসানের দরজা পর্যন্ত 
পৌছিয়ে দিয়েছেন! এই সোনালী কর্মধারার মস্তি ও মধ্যমণি ছিলেন হযরত 
শায়খ মুহয়ি উদ্দীন “আবদুল কাদির জিলানী (র), যার নাম ও কাম দ্ধহশনী 
সংস্কারের ইতিহাসে সর্বাধিক আলোকোজ্জ্বল । শব্দ, পরিভাষা ও জ্ঞানগত বিতর্ক 
ছেড়ে দিয়ে যদি সংঘটিত ঘটনা ও প্রকৃত বাস্তবতার ওপর নির্ভর করা হয় তাহলে 
এটা স্বীকার করতেই হবে যে, সেই বিশৃঙ্খল ও গোলযোগপূর্ণ যুগে (যা অদ্যাবধি 
বিরাজ করছে) সংস্কার, সংশোধন ও (ধর্মীয়) প্রশিক্ষণের ক্ষেত্রে এর চাইতে অধিক 
সহজ, প্রভাবমণ্ডিত ও কার্যকর মাধ্যম আর কিছুই ছিল না। 

হযরত শায়খ (র)-এর আগে দীন ও ধর্মের দা*ঈ ও একনিষ্ঠ সেবকগণ এ 
পথেই কাজ করেছেন এবং তাদের ইতিহাস এখনও সুরক্ষিত আছে। কিন্তু হযরত 
শায়খ (র) তার আকর্ষণীয় ব্যক্তিত্ব, আল্লাহ্প্রদত্ত রূুহণানী কামালিয়াত, প্রকৃতিগত 
উন্নততর যোগ্যতা, দক্ষতা ও ইজতিহাদী শক্তি দ্বারা এ তরীকাকে নবজীবন দান 
করেছিলেন। তিনি সিলসিলার একজন নামকরা ইমাম ও একজন মশহুর প্রবর্তক 
ও প্রতিষ্ঠাতাই কেবল ছিলেন না, বরং এ শাস্ত্রের নতুনতর প্রয়োগ ও 
বিন্যস্তকরণের কৃতিভূও তারই । তাঁর পূর্বে এ শান্তর এতটা বিন্যস্ত, সুশৃঙ্খল ও 
সুপ্রণীত ছিল না। আর এর ভেতর এতটা ব্যাপকতা ও বিস্তৃতিও সাধিত হয়নি 
যতটা তীর জনপ্রিয়তা ও বিরাট মর্যাদার কারণে হয়েছিল। তার জীবনে লাখো 
মানুষ এ তরীকা থেকে ফায়দা পেয়ে ঈমানের মাধুর্যের সঙ্গে পরিচিত হয় এবং 
ইসলামী জীবন ও চরিত্র দ্বারা নিজেদের সুসজ্জিত করে। তীর (ওফাতের) পরও 
তীর একনিষ্ঠ খলীফা ও তীর মর্যাদাবান তরীকার অনুসারীবৃন্দ গোটা মুসলিম 
জাহানে আল্লাহ্‌র প্রতি দাওয়াত এবং ঈমানী চেতনা ও পুনর্জীগরণের এই 
সিলসিলা জারী রাখেন যদ্বারা উপকৃত ব্যক্তির সংখ্যা নিরূপণ করা একমাত্র 
ও ভারতবর্ষ, জাভা, সুমাত্রা ও আফ্রিকা মহাদেশের লক্ষ লক্ষ মানুষের ঈমানের 
পরিপূর্ণতা এবং লক্ষ লক্ষ অমুসলিমের ইসলাম কবুলের মাধ্যমে পরিণত হয়। 


২২৮ সং্ঘামী সাধকদের ইতিহাস 


+ algal ১৪৯ IL! ০০ al 323 els gg 4০ las 4111 ০০০ 

যুগের ওপর প্রভাব 

হযরত শায়খ (র)-এর অস্তিত্ব ছিল সেই বস্তুবাদী যুগে ইসলামের একটি 
জীবন্ত মু'জিযা এবং এক বিরাট গায়বী মদদ । তীর ব্যক্তিসত্তা, তাঁর কামালিয়াত, 
চিহ্বাদি, আল্লাহ্‌র মখলুকাতের মধ্যে তীর মাহাত্ম্য ও সম্মানজনক মর্যাদার স্বীকৃতি, 
তীর ছাত্র ও প্রশিক্ষণপ্রাপ্ত সাথীদের নৈতিক চরিত্র এবং তাদের জীবন ও চরিত্র 
সবই ইসলামের সত্যতার দলীল ও তীর জীবন্ত কামালিয়াতের প্রমাণ । এটি সেই 
হাকীকত ও বাস্তব সত্যেরও প্রমাণ ছিল যে, তীর মধ্যে (ইসলামে) সত্যিকারের 
রহ নিয়ত তথা আধ্যাত্মিকতা, আত্মার পবিত্রতা ও আল্লাহ্র সঙ্গে সম্পর্ক সৃষ্টির 
সর্বাধিক যোগ্যতা রয়েছে এবং তার শাহী-ভাপ্তার কখনো হীরা-জওয়াহেরাত ও 
দুর্লভ সামগ্ীশুন্য নয় । 


ওফাত 
দীর্ঘকালব্যাপী বিশ্বকে স্বীয় জাহিরী ও বাতেনী কামালিয়াত ছারা উপকৃত করে 
এবং মুসলিম জাহানে আধ্যাত্মিকতা ও আল্লাহ্‌র দিকে ফিরে যাবার বিশ্বজরী 
আনন্দ, সুখ ও স্বাদ সৃষ্টি করে তিনি ৫৬১ হিজরীতে ৯০ বছর বয়সে ইনতিকাল 
করেন। তীর পুত্র হযরত শরফুদ্দীন “ঈসা রে) ভীর পিতা হযরত শায়খ (র)-এর 
ওফাতের অবস্থা বর্ণনা করতে গিয়ে বলেন : 
যখন তিনি সেই রোগে আক্রান্ত হন যে রোগে শেষাবধি তাঁর ইনতিকাল 
হয়েছিল, তখন সাহেবযাদা শায়খ “আবদুল ওয়াহহাব তাঁকে 'শোয়খকে) আর 
করেন : আপনি আমাকে কিছু ওসিয়্যত করুন যা আপনার পরে আমি আমল 
করতে পারি। তিনি বললেন : আল্লাহকে সদা-সর্বদা ভয় করতে থাকবে এবং 
আল্লাহ্‌ ছাড়া আর কাউকে ভয় করবে না। তিনি ভিন্ন আর কারো কাছে কোন 
কিছু প্রত্যাশা করবে না। নিজের যাবতীয় প্রয়োজন আল্লাহ্‌র হাতে সমর্পণ 
করবে, কেবল তীরই ওপর ভরসা রাখবে সব কিছু তীর নিকটই চাইবে; 
আল্লাহ্‌ ভিন্ন আর কারোর ওপর আস্থা রাখবে না। তওহীদকে দৃঢ়ভাবে আঁকড়ে 
ধরবে এবং তাকেই প্রধান অবলম্বন করবে । কেননা তওহীদের বিষয় কারো 
কোন মতভেদ নেই, বরং এতে সবার একমত্য রয়েছে । তিনি আরো বললেন: 
যখন মানুষের দিল আল্লাহ্‌র সঙ্গে সম্পৃক্ত হয়ে যায় তখন কোন জিনিসই তার 
থেকে ছুটে যায় না। তিনি আরো বললেন : আমি আবরণহীন মগজ | স্বীয় 


“আবদুল কাদির জিলানী (র) ২২৯ 


সন্তানদেরকে তিনি বললেন : আমার নিকট থেকে সরে যাও। আমি বাহ্যত 
তোমাদের সাথে থাকলেও অগ্রকাশ্যে অন্যের সাথে রয়েছি। আমার কাছে 
তোমরা ছাড়াও আরো বহু লোক (ফিরিশৃতা) রয়েছে৷ তাদের জন্য জায়গা 
খালি করে দাও এবং তাদের সঙ্গে আদব রক্ষা কর। এখানে বিরাট রহমত 
নাযিল হচ্ছে। তার জন্য জায়গা সংকীর্ণ করো না। তিনি বারবার বলছিলেন : 
তোমাদের ওপর আল্লাহ্র শান্তি, রহমত ও বরকত (নাযিল) হোক! আল্লাহ্‌ 
আমাকে ও তোমাদেরকে ক্ষমা করুন এবং আমার ও তোমাদের তওবাহ্‌ কবুল 
করুন। বিস্মিল্লাহ! এস, ফিরে যেও না। এক রাত ও একদিন সমানভাবে 
তিনি একথা বলতে থাকেন এবং বলেন £ তোমাদের ওপর আফসোস! আমার 
কোন জিনিসের, পরওয়া নেই, না ফিরিশতার, না মালাকু'্ল-মওতের। ওহে 
মালাকু'ল-মওত! আমাদের মহাপ্রভু তোমার চেয়ে অনেক বেশী জিনিস 
আমাদেরকে দিয়ে রেখেছেন। 

যেদিন রাত্রে তিনি ইনতিকাল করেন সেদিন ভীষণ এক চীৎকার দিয়ে 
উঠেছিলেন। তাঁর দুই পুত্র শায়খ “আবদুর রাষযাক ও শায়খ মুসা বলেন : 
তিনি বারবার দু'হাত উর্ধ্ব দিকে প্রসারিত করছিলেন এবং বলছিলেন : 
তোমাদের ওপর সালাম এবং আল্লাহ্র রহমত ও বরকত (নাযিল হোক)। - 
মহাসত্যের দিকে ফিরে যাও এবং কাতারে শামিল হও। আমি এখনই 
তোমাদের কাছে আসছি। তিনি এও বলছিলেন : কোমল ও নম্র আচরণ 
করো। এরপর আবার মৃত্যুর পূর্ব লক্ষণ তাঁর মধ্যে ফুটে উঠল এবং তিনি 
বেহ্শপ্রায় হলেন। তিনি বললেন : আমার ও তোমাদের এবং তামাম 
সৃষ্টিজগতের মধ্যে আসমান-যমীনের ফারাক রয়েছে। আমাকে অন্যের সঙ্গে ও 
অন্যকে আমার সঙ্গে তুলনা করো না। এরপর তার সাহেবযাদা শায়খ 
‘আবদুল “আযীয তার কষ্ট-তকলীফ ও অবস্থান সম্পর্কে জিজ্ঞেস করলেন। 
তিনি বলেন : আমাকে কেউ জিজ্ঞাসা করো না, আমি আল্লাহ্‌র “ইলম-এ 
আবর্তিত হচ্ছি। আমার রোগ কেউ জানে না, কেউ বোঝো না, -না মানুষ, না 
জিন, না ফিরিশতা । আল্লাহ যা চান পৃথিবীর বুক থেকে মিটিয়ে দেন এবং যা 
চান পৃথিবীতে বাকী রাখেন। যা কিছু তিনি করেন সে সম্পর্কে তাঁকে 
জিজ্ঞাসিত হতে হয় না, কিন্তু সৃষ্টিকে তার কাছে জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে 
হয়। 

এরপর ভীর সাহেবযাদা শায়খ ‘আবদুল জাব্বার তাঁকে জিজ্ঞেস করলেন : 
আপনার শরীরে কোথায় তকলীফ দিচ্ছে? তিনি বললেন : আমার শরীরের 


২৩০ সং্প্ামী সাধকদের ইতিহাস 


প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গ আমাকে তকলীফ দিচ্ছে। কিন্তু আমার দিলের কোন 
তকলীফ নেই এবং তা আল্লাহ্র সঙ্গে সহীহ-শুদ্ধ আছে। এরপর তার শেষ 
মুহূর্ত ঘনিয়ে এলে তিনি বললেন : আমি সেই আল্লাহ্‌র সাহায্য ভিক্ষা করছি 
যিনি ভিন্ন অন্য কোন মা'বৃদ নেই! তিনি পবিত্র, উচ্চতর ও জীবিত; তার 
ধ্বংসের কোন আশংকা নেই। তিনি পবিত্র! তিনি স্বীয় অপার কুদরত থেকে 
'ইযযতের ক্ষমতা প্রদর্শন করেছেন। আল্লাহ্‌ ভিন্ন কোন মা“বৃদ নেই; মুহাম্মদ 
(সা) আল্লাহ্‌র রসূল ৷ শায়খ রে)-এর সাহেবযাদা শায়খ মুসা বলতেন যে, 
তিনি ১১৪ (তা“আয্যাধা) শব্দ উচ্চারণ করছিলেন। কিন্তু এ শব্দটি শুদ্ধ ও 
সুস্থভাবে তার মুখ দিয়ে উচ্চারিত হয়নি। তিনি বারবার তার পুনরাবৃত্তি করতে 
থাকেন, এমন কি তিনি সজোরে ও শক্তভাবে শব্দটি নিজের মুখ দিয়ে ঠিক 
ঠিকভাবে উচ্চারণ করেন। এরপর তিনবার আল্লাহ! আল্লাহ! আল্লাহ! বললেন। 
এরপর তাঁর আওয়াজ মিইয়ে যায়, জিহ্বা তালুর সঙ্গে লেগে যায় এবং তীর 
রূহ" মুবারক মহালোকে যাত্রা করে। ২ ০০০০1৩4০111 ৬৬০১ 
হযরত শায়খ (র) এ দুনিয়া থেকে বিদায় নেন, কিন্তু পশ্চাতে ছেড়ে যান দীন 
(ইসলাম)-এর বিরাট আহ্বায়ক (দা“ঈ) দল এবং নফৃস ও আখলাকের 
সুরুববীদের একটি সংঘবদ্ধ জামা'আত যারা তার মিশনকে অব্যাহত রাখেন এবং 
অগ্রসরমান বস্তুবাদের মুকাবিলা করতে থাকেন ।১ 
১. হযরত শায়খ (র)-এর গর যে সব “আরিফ ও সংস্কারক দল দাওয়াত, উপদেশ প্রদান ও মানুষকে প্রশিক্ষণ দানের 
কাজা অত্যন্ত জোরেশারে ও ব্যাপকভাবে জারী রাখেন এবং আলস্য ও পার্থিব মগ্নতার মুকাবিলা এবং চারিত্রিক ও 
প্রবৃততিজাত যোগ-ব্যাধির চিকিৎসা করেন, তাদের মধ্যে শায়খ রে)-এর ফয়েযগ্রাণ্ড এবং বাগদাদের শায়খ 
আবু'ন-নজীব সুহরাওয়াদীরর ভ্রাতুদ্পুত্র ও খলীফা শায়থু'শ-শুয়ুখ আবু হস শিহারুদ্দীন সুহরাওয়ার্দী ছিলেন 


(৫৯৩-৬৩২ হি.) সর্বাধিক খ্যাতির অধিকারী বিশিষ্ট ব্যক্তিত্ব যিনি সুহরাওয়ারদীয়া তরীকার প্রতিষ্ঠাতা এবং 
তাসাওউফের জনপ্রিয় কিভাব 'আওয়ারিফু'ল-মা 'আরিফ'-এর লেখক। 
ইবনে খাল্সিকান লিখছেন : তল তলত 004৩ 4145 ১১০৯৪ ভাই ১টি ১৯ ৪ এল নি 
_ ১1১৬ 
শেষ বয়সে তীর যুগে তিনি ছিলেন নজীরবিহীন। তিনি ছিলেন বাগদাদের সর্বশ্রেষ্ঠ শায়খ। ১ 
ইবনু'ন-নাজ্জার বলেন ৪ , 4411 9411 SL ০:০৪ AMSA 24১১০ ৪৪ ২০403511421) ০৪১০ 
(যুয়ীদদের তরবিয়ত ও আল্লাহ্‌র দিকে দাওয়াত জানাবার ক্ষেত্রে তিনি ছিলেন সৃষ্টি জগতের লক্ষ্য ও 
প্রত্যাবর্তন-"ল)।* ইবনে খান্লিকান বলেন : তীর যুগের মাশায়েখগণ দুর-দুরাস্ত থেকে তীর দিকে ছুটে আসত এবং 
উপকার ও কল্যাণ লাভ করত ।৩ শায়খ রে)-এর ওয়া'জ থেকে আল্লাহ্‌র মখনৃকাত খুবই কথ্যাগপ্রাণ্ড হয়। (পূর্ব 
পৃ. পর) ইবনে খাল্সিকানের ভাষায় 8 ১৮4১১ 41৩ ৯২৫ ০৬৪ icy 51০৩ Bey mln 41 905 


>. ওয়াফায়াতু'দ-আ"য়ান, ৩য় খণ্ড, ১১৯ পৃ. (আর্নাহ্‌দাতু'ল-মিসরিয়্যা) । 
২ মির'আতু'ল-জিনান লি'ল-য়াফি*ঈ, ৪র্থ খণ্ড, ৮১ পৃ. । 
৩. ওয়াফায়াতু'ল-আ'য়ান, ৩য় খণ্ড, ১২০ পৃ. । 


দশম অধ্যায় 
‘আল্লামা ইব্‌ন জওযী (র) 


‘আবদুর রহমান ইবনে জওষী (র) ছিলেন ইসলামের দাওয়াত ও 
সংস্কার-সংশোধনের ক্ষেত্রে আর একটি উজ্জ্বল নক্ষত্র । তিনি ছিলেন তীর যুগের 
অপ্রতি্ধন্দী যুফাসৃসির, মুহাদদিছ, এতিহাসিক, সমালোচক, গ্রন্থকার ও বাগী। 
উল্লিখিত প্রতিটি বিষয়ের ওপর তীর বিরাট বিরাট গ্রন্থ ও জ্ঞানগর্ভ আলোচনা 
রয়েছে। 


প্রাথমিক অবস্থা ও “ইল্ম হাসিল 
তিনি ৫০৮ হিজরীতে বাগদাদে জন্গ্রহণ করেন। এ হিসাবে হযরত শায়খ’ 
(র)-এর চেয়ে বয়সে তিনি ২৭ বছরের কনিষ্ঠ ছিলেন। শৈশবেই তিনি পিতার 
স্নেহছায়া থেকে বঞ্চিত হন। পড়াশোনার বয়স হতেই তীকে তীর মামা মশহুর 
মুহাদ্দিছ ইবনে নাসিরের মসজিদে রেখে আসেন। তীর কাছ থেকেই তিনি 
হাদীছের পাঠ গ্রহণ করেন, কুরআন মজীদ হিফ্জ করেন এবং তাজবীদশাস্্রেও 
ব্যুৎপত্তি লাভ করেন। তিনি হাদীছের শায়খগণ থেকে হাদীছ শ্রবণ ও তা লিপিবদ্ধ 
করেন এবং কঠোর পরিশ্রম, নিবিষ্টচিত্ততা ও সাধনার সাথে জ্ঞানার্জনে মনোনিবেশ 
করেন। স্বীয় পুত্রের কাছে আপন জীবনের অবস্থা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন: 
১৪ (তোর ওয়া'জের মজলিস বসত এবং আলাহ্‌তা'আদা তীর ওয়া'জের বিরাট ও ব্যাপক জনপ্রিয়তা দান 
করেছিলেন। আর তীর ছিল একটি পবিত্র মঙ্গলময় সত্তা) । 


তাসওউফকে বিদ'আতের হাত থেকে পবিত্রকরণ এবং কুরআন ও সুন্নাহ্‌ুকে তার উৎসে পরিণত করার ক্ষেত্রে 
হযরত শায়খ রে)-এর মুজাদদিদসুলত ভূমিকা রয়েছে। তৎ প্রণীত “আওয়ারিফু'ল-মা'আরিফ” শীর্ষক খরস্থটিকে এ 


ভর একজন খলীফা শায়খু'ন-ইসলাম শায়খ বাহাউদ্দীন যাকারিয়া মুলতানী রে) দারা ভারতবর্ষে যে প্রচুর ফয়েষ 
পৌছেছে এবং আল্লাহ্র মখলূকাত তাঁর থেকে যে ব্যাপক হেদায়েত ও বিরাট উপকার পেয়েছে ভার দৃষ্টান্ত বিরল। 


77 
১. নওয়াব সিদীক হাসান খান মরহুম লিখেছেন ৪ 

১৯১২ ১৮৯৭৭ 

১. হযরত ‘আবদুল কাদির জিলানী রে) 


২৩২ সংামী সাধকদের ইতিহাস 


আমার খুব মনে আছে যে, আমি ছ’ বছর বয়সে মকতবে প্রবেশ করি। 
আমার চেয়ে অপেক্ষাকৃত বেশি বয়সের ছাত্ররা ছিল আমার সহপাঠী । আমি 
রাস্তায় কখনো ছেলেপেলেদের সাথে খেলা করেছি কিংবা উচ্চৈঃস্বরে হেসেছি- 
এমন কথা আমার মনে পড়ে না। সাত বছর বয়সেই আমি জামে মসজিদের 
সামনের ময়দানে চলে যেতাম। সেখানে কোন বাজিকর কিংবা কলা-কৌশল 
প্রদর্শনকারীর কাছে দাড়িয়ে তামাশা দেখবার পরিবর্তে আমি কোন মুহাদ্দিছের 
দরসে হাদীছের মহ্‌ফিলে শরীক হতাম এবং সেখানে হাদীছ ও সীরাত বিষয়ক 
যে সব কথাবার্তা শুনতাম তা মুখস্থ করতাম । এরপর ঘরে গিয়ে তা লিখে 
নিতাম । অন্যান্য ছেলে যখন দজলা (টাইগ্রীস) নদীর ধারে খেলা করত, তখন 
আমি একটি কিতাব নিয়ে অন্য কোন দিকে চলে যেতাম এবং সবার অগোচরে 
কোথাও বসে নিবিষ্ট মনে তা অধ্যয়ন করতাম আমি উত্তাদ ও শায়খগণের 
মাহফিলে হাষিরা দেবার জন্য এতটা তাড়াহুড়া করতাম যে, দৌড়াবার কারণে 
আমার শ্বাস-প্রশ্বাস ফুলে উঠত । সকাল-সন্ধ্যা এমনভাবে অতিবাহিত হস্ত যে, 
খাবারের কোন ব্যবস্থাই হ'ত না। আল্লাহ্‌ তা'আলার দরবারে শুকরিয়া যে, 
তিনি সৃষ্টিজগতের উপকারিতার প্রত্যুপকারের হাত থেকে আমাকে 
বাচিয়েছেন। ১ 
হাদীছ লিখবার ক্ষেত্রে গভীর আত্মনিবিষ্টতা 
হাদীছ শ্রবণ ও লিপিবদ্ধকরণে তিনি এত আত্মনিবিষ্ট ছিলেন এবং নিজের হাত 
দিয়ে এত বেশি হাদীছ লিপিবদ্ধ করেন যে, কতক এঁতিহাসিকের মতে, 
ইনতিকালের সময় তিনি ওসিয়্যত করে যান যে, তার লাশ গোসল দেবার পানি 
যেন কাঠ পেঙ্সিলের সেই কর্তিত অংশ ও টুকরো দিয়ে গরম করা হয় যেগুলো 
হাদীছ লিখবার জন্য কলম বানাতে গিয়ে তার কাছে স্তুণীকৃত হয়ে পড়েছিল। 
অনন্তর তার পরিমাণ এত বেশি ছিল যে, পানি গরম করবার পরও তার কিছু অংশ 
বেঁচে যায় ।২ 


অধ্যয়নের আগ্রহ 
অধ্যয়নের প্রতি শৈশব থেকেই তীর সীমাহীন আগ্রহ ও লিন্সা ছিল। বাগদাদের 
বিশাল বিস্তৃত কুতুবখানা ( লাইব্রেরী ) ছিল রাশি রাশি পুস্তক দ্বারা ভর্তি আর 


০ ৮৬ 
১. লাফতাতু'ল-কাবাদ ফী নাসশ্হশাতি'ল-ওয়ালাদ, ৮১-৮২ পৃ. । 
২. ইবৃনে খাল্লিকান, ওয় খণ্ড ৩২১ পৃ.। 


“আল্লামা ইবৃন জওবী রে) ২৩৩ 


কিতাব অধ্যয়ন ছিল ইবনে জওযী (র)-এর প্রিয় নেশা । তীর এই অধ্যয়ন বিশেষ 
কোন শাস্ত্র কিংবা বিষয়ের সঙ্গে নির্দিষ্ট ছিল না। তিনি যে কোন বিষয়বস্তুর ওপর 
লিখিত কিতাবস পড়তেন । কিছুতেই যেন তীর তৃপ্তি আসত না। ১৮] ১০ 
নামক গ্রন্থে যা তীর চিন্তা-ভাবনা ও মানসিক প্রতিক্রিয়ার প্রতিচ্ছবি, তিনি বলেন 


আমি আমার নিজের অবস্থা বর্ণনা করছি। কিতাব অধ্যয়ন দ্বারা কিছুতেই 
আমার তৃষা মেটে না। যখনই নতুন কোন গ্রন্থের ওপর চোখ পড়ে তখনই 
আমার মনে হয় যেন আমি কোন গুপ্তধন পেয়ে গেছি। যদি আমি বলি যে, 
আমি বিশ সহস্র কিতাব অধ্যয়ন করেছি তাহলে এটা কারো কাছে খুব বেশি 
মনে হতে পারে। কিন্তু এটা প্রকৃতই আমার ছাত্রজীবনের ঘটনা । এসব 
কিতাব অধ্যয়ন করে আমি প্রাচীন বুযুর্গদের অবস্থা, তাদের উন্নত মনোবল, 
স্মৃতিশক্তি, ইবাদতের প্রতি আগ্রহ ও দুর্লভ জ্ঞানের এমন সব কথা জানতে 
পেরেছি যা এসব কিতাব অধ্যয়ন ব্যতিরেকে জানা সম্ভব ছিল না। এই 
অধ্যয়নের মধ্যে আমার কাছে আমার যুগের লোকদের সাধারণ মান এবং এ 
যুগের ছাত্রদের মানসিক দুর্বলতার দিকটি পরিষ্কারভাবে ধরা পড়ে ।৯ 


গ্রন্থ প্রণয়ন ও গভীর পাণ্ডিত্য 

‘আল্লাম ইবনে জওষী (র) জীবনের প্রথম থেকেই পুস্তক রচনা ও গ্রন্থ 
প্রণয়নে মনোনিবেশ করেন । দৈনিক চার জুয (১৬ পৃষ্ঠার একটি ফর্মা) লেখা ছিল 
তীর আজীবনের অভ্যাস। হাফিজ ইবনে তায়মিয়া বলেন, “আমি তার 
রচনাসমূহের সংখ্যা নিরূপণের চেষ্টা করি এবং দেখতে পাই যে, তা হাযার পর্যন্ত 
পৌছে গেছে।” হাদীছ সম্পর্কে তীর জ্ঞান এত বিস্তৃত ছিল যে, তিনি দাবি করে 
বলতেন ঃ প্রতিটি হাদীছ সম্পর্কেই বলতে পারি তা সহীহ কিংবা আদৌ হাদীছই 
নয়। সাহিত্য রচনা ও বাগ্মিতার দিক দিয়ে বাগদাদে তিনি ছিলেন অতুলনীয় । 


তাক “ওয়া ও “ইবাদতের প্রতি আগ্রহ 

এসব জ্ঞানগত পান্তিত্যের সাথে আল্লাহ তাআলা তীকে সততা, সাধুতা, 
আল্লাহ্‌-ভীতি ও ‘ইবাদত প্রীতির ন্যায় মহামূল্য গুণাবলী দান করেছিলেন। তার 
দৌহিত্র আবুল মুজাফফার বলেন £ ইবনে জওষী প্রতি সপ্তাহে একবার কুরআন 
শরীফ খতম করতেন এবং কখনো কারো সঙ্গে ঠা্টা-তামাশা করতেন না। শৈশবে 


১ EEE EEE 2 
১. স'য়দু'ল-খাভি র, ৩য় খণ্ড, ৬০৭-৮ পৃ. ৷ 


২৩৪ সংগ্রামী সাধকদের ইতিহাস 


তিনি কোন শিশু কিংবা বালকের সঙ্গে খেলা করেননি । তিনি কখনো সন্দেহযুক্ত 
কোন জিনিস খাননি ৷ জীবনভর তীর এই অভ্যাসই ছিল । ইবনু'ন-নাজ্জার বলেন : 
তিনি ছিলেন সুরুচির অধিকারী এবং মুনাজাতের মিষ্টতা ও দু'আর স্বাদ সম্পর্কে 
অবহিত। ইবনু*ল-হারিসী বলেন, “তিনি সারা রাত জেগে “ইবাদত করতেন এবং 
কখনো আল্লাহ্‌র যিক্র (স্মরণ) হতে গাফিল হতেন না । তার রচিত গ্রন্থ, অবস্থা ও 
হালচাল থেকে জানা যায় যে, তিনি দূরদৃষ্টিসম্পন্ন চোখ ও জাত দিলের অধিকারী 
ছিলেন। তিনি গোটা সৃষ্টিকে ও আল্লাহ্‌র সংগে সম্পর্ককে জীবনের মহামূল্যবান 
. পুঁজি মনে করতেন। এ ক্ষেত্রে এতটুকু কমতি পরিলক্ষিত হলেই তিনি অস্থির ও 
চঞ্চল হয়ে উঠতেন। ১৮১ ১১ নামক গ্রন্থে তিনি তার একটি অবস্থার কথা 
আলোচনা করতে গিয়ে বলেন : | 
জীবনের শুরুতেই আমার ভেতর 'যুহ্দ’ (সাধনা) এখতিয়ার করবার একটা 
প্রেরণা ও অভ্যন্তরীণ দাবি ক্রিয়াশীল ছিল। সিয়াম পালন ও নফল “আমল খুব 
যত্ন ও আন্তরিকতার সঙ্গেই করতাম । নিঃসঙ্গ ও একাকী থাকাই আমার কাছে 
বেশি পছন্দনীয় ছিল। তখন আমার দিলের অবস্থা ছিল খুব ভাল । আমি উজ্জ্বল 
দূরদৃষ্টি ও তীব্র অনুভূতির অধিকারী ছিলাম। দৈনন্দিন জীবনের কোন মুহূর্ত 
আল্লাহ্‌র আনুগত্যের বাইরে অতিবাহিত হলে সেজন্য আফসোস হস্ত। প্রতিটি 
সেকেন্ডই আমার কাছে মূল্যবান মনে হস্ত এবং তাতে অধিক থেকে অধিকতর 
‘আমল ও আল্লাহ্র সন্তুষ্টি কামনার প্রেরণা জাগ্রত হ'ত। আল্লাহ্র সঙ্গে 
ভালবাসার সম্পর্ক এবং দু'আর মধ্যে মিষ্টতা ও স্বাদ অনুভূত হ'ত। এরপর 
আমার মনে হ’ল যে, কতক শাসক ও ক্ষমতার কেন্দ্রবিন্দুতে সমাসীন ব্যক্তিবর্গ 
আমার ওয়া'জ ও বক্তৃতা-মাধুর্য দ্বারা প্রভাবিত হয়েছেন এবং তারা আমাকে 
* তাদের দিকে আকৃষ্ট করছেন আর আমার প্রকৃতিও সেদিকে ঝুঁকে গেছে । ফল 
দীড়াল এই যে, দু'আ ও সুনাজাতে এককালে যে স্বাদ পেতাম তা আমা থেকে 
বিদায় নিতে থাকল। এরপর অপরাপর শাসকও আমাকে তাদের দিকে টানতে 
_ থাকে । আমি (সন্দেহযুক্ত জিনিসের ভয়ে) তাদের ঘনিষ্ঠতা ও বন্ধুত্ব এবং 
তাদের খানাপিনা থেকে গা বাচিয়ে চলতাম। আমার অবস্থা তখন মন্দ কিছু 
ছিল না। এরপর ক্রমান্বয়ে আমার ভেতর তা'বীল (ভিন্ন অর্থ ও ভিন্ন ব্যাখ্যা)-এ 
দ্বার উন্মুক্ত হতে লাগল । আমি মুবাহ বস্তুর ক্ষেত্রভূমিতে স্বাধীনভাবে বিচরণ 
করতে শুরু করলাম । তখন আমা থেকে সেসব বিশেষ অবস্থা বিদায় নিতে 
থাকল। যতই আমি এসব শাসকের সঙ্গে মিশতাম এবং ওঠা-বসা করতাম 
আমার আত্মার (কলবের) অন্ধকার ততই বৃদ্ধি পেত, এমন কি আমি অনুভব 


‘আল্লামা ইব্‌ন জওযী বে) ২৩৫ 


করলাম যে, আমার সেই আলো নিভে গেছে এবং কলব অন্ধকার ডুবে গেছে। 
এ রকম অবস্থায় পতিত হওয়ায় আমার স্বভাব ও প্রকৃতির মাঝে এক ধরনের 
অস্থিরতা সৃষ্টি হ’ল এবং এই অস্থিরতার প্রভাব ওয়া“জ-মাহফিলের শ্রোত্বর্গের 
ওপর এমনভাবে পড়ল যে, তারাও অস্থির হয়ে উঠত । আর এই অস্থিরতার 
কারণে তাদের বেশির ভাগ লোকের তওবাহ করার ও সংশোধিত হবার 
তওফীক জুটত। কিন্তু আমি যে খালি হাত ছিলাম সেই খালি হাতই থেকে 
যেতাম । নিজের এই দারিদ্র্য ও দুর্ভাগ্য দৃষ্টে আমার অস্থিরতা আরও বেড়ে 
গেল কিন্তু চিকিৎসার কোন ব্যবস্থাই চোখে গড়ল না। এরপর আমি সালিহীন 
(আল্লাহ্‌র সৎ বান্দাহ)-দের কবর যিয়ারত শুরু করি এবং আল্লাহ্‌র নিকট 
আমার নিজের দিলের ইসলাহের জন্য দু'আ করতে থাকি শেষাবধি আল্লাহ্র 
অশেষ মেহেরবানী আমাকে সহায়তা করল এবং আমাকে আস্তে আস্তে 
নির্জনতার দিকে টেনে নিল। সেই দিল্‌ যা আমার আয়ত্তের বাইরে চলে 
গিয়েছিল তা পুনরায় আমার আয়ত্তে ফিরে এল। যে অবস্থা আমার খুব ভাল 
মনে হ'ত- তার দোব-ভ্রুটি আমার সামনে প্রকাশ পেল। আমি আলস্যের সেই 
নিদ্রা থেকে জাগরিত হলাম এবং আমি আমার মেহেরবান ও সদয় প্রভুর 
(আল্লাহ্‌র) দিল্‌ খুলে শুকরিয়া আদায় করলাম ৷ 


বাহ্যিক সৌন্দর্য ও গুণাবলী 

ইবনে জওষী এই অফুরন্ত ও অবিনশ্বর সম্পদ লাভের সাথে সাথে পার্থিব 
সম্পদ, স্বাস্থ্য সম্পদ ও সৌন্দর্য সম্পদেও ধনী ছিলেন। মুওফিক “আবদুল লতীফ 
বলেন : তিনি খুবই উত্তম পোশাক-পরিচ্ছাদ, উত্তম খাদ্য ও সুরুচিপ্রিয় ছিলেন। 
ইবনুশ্দীনী বলেন : তিনি মধুর বাচনভঙ্গী, খোশ ইলহশন (সুন্দর স্বর), মধ্যম 
আকৃতি ও সুন্দর স্বাস্থ্যের অধিকারী ছিলেন। আল্লাহ্‌ তা'আলা তাকে সর্বদাই উদার 
হাস্তের অধিকারী ও সন্মানিত করে রেখেছিলেন। তিনি তীর স্বাস্থ্য ও মানসিক 
ভারসাম্য বজায় রাখতে খুবই সচেষ্ট ছিলেন৷ তিনি এমন সব জিনিস ব্যবহার 
করতেন যা মেধা ও মেযাজের সৃক্্তা রক্ষার্থে সহায়ক । ০৮৫2 ১০০ এ স্থানে 
স্বাস্থ্য রক্ষা, মানসিক ভারসাম্য বজায় রাখা এবং খারাপ ও মন্দের হাত থেকে 
বেঁচে থাকার বিষয়ে তিনি উপদেশ দিয়েছেন। ‘তাল্বীসু'ল-ইবলীস’ নামক গ্রন্থে 
করেছেন। 


১:5০ ১৪০ ১ম খণ্ড ১২১, ১২২ । 


২৩৬ সংগ্রামী সাধকদের ইতিহাস 


উচ্চ আশা-আকাঙক্ষা ও ব্যাপক জ্ঞানের অধিকারী হবার প্রতি আগ্রহ 
তীর বিশেষ গুণ হ’ল, উচ্চ আশা-আকা ৬ক্ষার প্রতিফলন, কামালিয়াত অর্জন 
ও ব্যাপক জ্ঞানের অধিকারী হবার প্রতি তীর প্রবল আগ্রহ ছিল, যা তিনি তার 
অবস্থাসমূহের ভেতর দিয়ে নানা স্থানে প্রকাশ করেছেন। আবার তিনি কখনো 
কখনো অতি উচ্চাকাঙক্ষী ব্যক্তির সমালোচনাও করেছেন যখন তাদের উচ্চ 
আশা-আকাঙক্ষা নিজ আশা-আকাঙক্ষার সামনে খাটো ও সীমাবদ্ধ দেখতে 
চেয়েছেন। “সায়দু'ল-খাতির' গ্রন্থে এক স্থানে বিস্তারিতভাবে লিখেছেন : 
মানুষের জন্য মহাপরীক্ষা তীর উচ্চাশা ও উন্নত আকা ঙক্ষা। কেননা যার 
আকাঙ্ক্ষা উঁচু হয় সে উচ্চ থেকে উচ্চতর মরতবাকে নির্বাচিত করে । এরপর 
কখনো যুগ প্রতিকূল হয়, কখনো উপায়-উপকরণ হারিয়ে যায়! ফলে এ সব 
লোক হামেশা দুঃখ-যন্ত্রণার মাঝে কাল কাটায় । আল্লাহ্‌ তা'আলা আমাকেও 
উচ্চ আশা-আকাঙক্ষা দান করেছেন। এর কারণে আমিও কষ্টের মাঝে আছি। 
কিন্তু আমি এও বলি না, হায়! আমাকে, যদি এই উচ্চ আশা-আকাঙক্ষা না দান 
করা হ'ত । এর কারণ এই যে, জীবনের পূর্ণ স্বাদ ও আনন্দ লাভ চিন্তা-বুদ্ধি ও 
অনুভূতিশূন্য হওয়া ব্যতিরেকে সম্ভব নয়। আর একজন বুদ্ধিবৃত্তির অধিকারী 
মানুষ এটা কখনো সইতে পারে না যে, তার বুদ্ধির পরিমাণ কমিয়ে দেওয়া 
হোক এবং জীবনের স্বাদ-আনন্দ বাড়িয়ে দেওয়া হোক। আমি কোন কোন 
ব্যক্তিকে এমন দেখেছি যারা নিজেদের উচ্চাশা ও উচ্চাকাঙক্ষার আলোচনা বেশ 
গুরুতর সঙ্গে করছেন। কিন্ত গভীরভাবে লক্ষ করে আমি জানতে পারি যে, 
তাদের সমস্ত উচ্চাশা একই ধরনের এবং তা একটি মাত্র শাখাতেই সীমিত; 
অন্যান্য শাখায় (যা কতক মুহূর্তে তার মূল শাখা থেকেও অধিক গুরুতুপূর্ণ হয়ে 
থাকে) স্বল্পতা কিংবা ঘাটতির ব্যাপারে তাদের তেমন কোন আক্ষেপ নেই। 
শরীফ রাদী তার কবিতায় বলেন : প্রতিটি শারীরিক কৃশতার পেছনে একটি 
কারণ রয়েছে৷ আমার শরীরের মুসীবত আমার উচ্চ আশা-আকাঙক্ষা। কিন্তু 
আমি যখন তার অবস্থা পর্যালোচনা করলাম, দেখতে পেলাম হকুমত ছাড়া 
তার অন্য কোন লক্ষ্য কিংবা কাম্য ছিল না। আবু মুসলিম খুরাসানী তার 
যৌবনকালে বিছানায় শয়ন করত না। কেউ এর কারণ জিজ্ঞেস করলে সে 
উত্তরে বলেছিল ৪ আমার মস্তিষ্ক আলোকোজ্জ্বল ৷ উচ্চ আশা-আকাঙ্ক্ষা, 
আত্মোন্নতির প্রতি লোভ ইত্যাদি থাকতে অবনত ও সীমাবদ্ধ যিন্দেগী তথা 


‘আল্লাম ইব্‌ন জওযী (র) ২৩৭ 


বিছানায় শয়ন করা কি আমার পক্ষে সম্ভব? কেউ বলল, তোমার তৃপ্তি কী করে 
হতে পারে? উত্তর ছিলঃ কেবলা সাম্রাজ্য লাভের ভেতর দিয়ে । লোকেরা বলল 
৪ তবে তুমি তার জন্য কোশেশ কর। সে বলল ঃ বিপদের মুখে নিজের প্রাণ 
নিক্ষেপ না করলে এবং জীবনের বাজি না ধরলে তা সম্ভব নয়। লোকে বলল $ 
এতে বাধা কোথায়? সে জানায় ৪ বুদ্ধি বাধা দেয়। জিজ্ঞেস করা হল £ এরপর 
কি করতে চাও? বলল ঃ বুদ্ধির পরামর্শ কবুল করব না, নির্বুদ্ধিতার হাতে 
জীবনের বাগডোর ছেড়ে দেব, নাদানীর বিপদ খরিদ করব এবং যেখানে বুদ্ধি 
ব্যতিরেকে আর অগ্রসর হওয়া যায় না শুধু সেখানেই বুদ্ধির সাহায্য গ্রহণ 
করব । আর তা এজন্য যে, নাম-নিশানাহীন জীবন ও দারিদ্র্যের জীবন- এ 
দু'টো জিনিস পরস্পরের সাথে ওঁৎপ্রোতভাবে সম্পর্কিত । আমি এই প্রতারিত 
উচ্চাকাঙক্ষী যুবকের (আবু মুসলিম) অবস্থার ওপর দৃষ্টি নিক্ষেপ করে জানতে 
পারলাম, সে সর্বাধিক গুরুত্বপূর্ণ সমস্যাটিকে জড়ে মূলে উৎপাটন করে 
ফেলেছে- আর সে সমস্যা হ'ল পারলৌকিক জীবনের সমস্যা । সে হুকুমত 
লাভের জন্য পাগল ছিল। এর খাতিরে সে কত রক্তই না বারিয়েছে, কত 
নিরপরাধ আল্লাহর বান্দাকেই না সে হত্যা করেছে! এত কিছুর বিনিময়ে 
জাগতিক সুখ-স্বাচ্ছন্্য ও স্বাদ-আনন্দের- যা সে চেয়েছিল, অল্পই সে লাভ 
করেছে। আট বছরের অধিককাল তার ভাগ্যে এই পার্থিব জগতের 
স্বাদ-আহ্লাদ উপভোগ করবার মওকা মেলেনি। তাকে ধোকা দিয়ে হত্যা 
করা হয়। সে স্বীয় বুদ্ধির সাহায্যে নিজের জন্য সুখ-স্বাচ্ছন্দ্যের কোন 
বন্দোবস্তই করতে পারেনি, (সাফফাহ্‌র হাতে ১) নিহত হয়ে দুনিয়া থেকে 
অত্যন্ত করুণ অবস্থায় বিদায় নেয়। এমনিভাবে মুতানাববী তার উচ্চাকা ওক্ষা ও 
উচ্চাশার বিরাট গীত গেয়েছেন । কিন্তু আমি দেখেছি যে, কেবল জাগতিক 
স্বার্থ হাসিল ও দুনিয়া প্রাপ্তিই ছিল তার একমাত্র লক্ষ্য | 

কিনু আমার উচ্চাকাঙ্ক্ষার ব্যাপারটা আশ্চর্য ধরনের । আমি জ্ঞানের সেই 
উচ্চমার্গ হাসিল করতে চাই, যতদূর পর্যন্ত- আমার বিশ্বাস, আমি পৌছুতে 
পারব না। কেননা আমি সব জ্ঞান- চাই তা যে কোন বিষয়বস্তু সম্পর্কিতই 
হোক- হাসিল করতে চাই। অতঃপর নিজেকে প্রতিটি জ্ঞানে পরিপূর্ণ তথা 
সেসব জ্ঞানকে নিজের আয়ত্তাধীন দেখতে চাই । আর এ উদ্দেশ্য ও লক্ষ্যের 
একটি অংশও হাসিল করা এই স্বল্লাধু জীবনে সম্ভব নয়। অতঃপর আমার 


১ ছুতিহাস বলে, আবুল ‘আব্বাস সাফফাহ নয়, খলীফা আবু জাফর মনসুরই আৰু মুসলিম 
খুরাসানীকে হত্যা করেন । -অনুবাদক। 


২৩৮ সংগ্রামী সাধকদের ইতিহাস 


অবস্থা এই যে, যদি কেউ একটি নির্দিষ্ট বিষয়ে বা শান্তর কামালিয়াত হাসিল 
করে আর অন্য শাস্ত্রে তার জ্ঞান ক্রটিপূর্ণ হয়, তাহলে সে ত্রুটি সহজেই আমার 
নজরে পড়ে। দৃষ্ান্তস্বরূপ বলা চলে যে, মুহাদ্দিছ ফিক্‌ হ্‌ সম্পর্কে অজ্ঞ আর 
ফকশিহ হাদীছ সম্পর্কে বেখবর | আমার মতে, জ্ঞানের ক্ষেত্রে ক্রটি হীনবল 
হবার কারণেই হয়ে থাকে । অতঃপর "ইল্ম দ্বারা আমি বুঝতে চাই পরিপূর্ণ 
‘আমল ৷ আমার মন চায় যে, আমার ভেতর বাশার হাফীর সতর্কতা এবং 
মা‘র্লফ কারখীর যুহ্দ (এঁরা মুসলিম ইতিহাসের প্রখ্যাত দু'জন সুফী- 
অনুবাদক ৷) একত্র হোক । কিন্তু গ্রন্থ রচনার জন্য প্রয়োজনীয় অধ্যয়ন, সাধারণ 
গণ-মানুষ ও আল্লাহ্‌র বান্দাদের তা'লীম ও কল্যাণ সাধন এবং তাদের সঙ্গে 
অবস্থানজনিত কর্মব্যস্ততার কারণে তা সম্ভব নয়। এরপর আমি" এটাও চাই যে, 
আমি যেন আল্লাহ্‌র সৃষ্টির ওপর নির্ভরশীল না হই এবং তাদের থেকে উপকার 
ও কল্যাণ গ্রহণের পরিবর্তে আমিই যেন তাদের উপকার ও কল্যাণ সাধন 
করবার উপযুক্ত হই। অথচ প্রকৃত অবস্থা এই যে, জীবিকার্জনের জন্য গৃহীত 
পেশা 'ইল্ম-এর প্রতিবন্ধক। অপরের নিকট কৃতজ্ঞ হওয়া এবং তাদের 
উপহার-উপঢৌকন কবূল করতে আমার মন চায় না। আমি সন্তান-সন্ততিও 
চাই, আবার উন্নতমানের পুস্তক রচনাও করতে চাই- যাতে করে এসব 
স্মৃতিচিহ্ন দুনিয়া থেকে বিদায় নেবার পর আমার স্থলাভিষিক্ত হতে পারে। এ 
ব্যাপারে ব্যবস্থা নিতে গেলে আমার দিলের পছন্দনীয় ও প্রিয় পেশা একাকিত্ব 
ও নিঃসঙ্গতার মধ্যে পার্থক্য ও স্বভাব-প্রকৃতিতে বিশৃঙ্খলা দেখা দেয়! 
অতঃপর পবিত্র উত্তম বন্ত্রসামণত্রী থেকে বৈধ আনন্দ ও স্বাদ-আহ্লাদ গ্রহণের 
প্রতিও আমার আগ্রহ রয়েছে। কিন্তু অর্থবিত্তের স্বল্পতাও এ ক্ষেত্রে বড় 
অন্তরায় । এমনিভাবে আমি এসব খাদ্যসামগ্রীর প্রতিও আগ্রহী যা স্বাস্থ্যের 
পক্ষে অনুকূল, উপযোগী ও কল্যাণকর ৷ এটা এজন্য যে, আমার শরীর 
পবিত্রতা-প্রিয় ও তৎপ্রতি আগ্রহী । কিন্তু বিত্ত-সম্পদের ঘাটতি এ ক্ষেত্রেও 
প্রতিবন্ধক হয়ে দেখা দেয়। বন্তুতপক্ষে এ সবই পরস্পরবিরোধী দু'টি বস্তুকে 
একত্র করবার অপচেষ্টা মাত্র । এসব লোক আমার উচ্চাকাঙক্ষার মুকাবিলা কী 
করে করতে পারে যারা কেবল দুনিয়ার প্রত্যাশী? অতঃপর আমি এও চাই যে, 
আমি যেন এভাবে দুনিয়া লাভ করি যাতে করে আমার দীনে এতটুকু আঁচও না 
লাগে, তা নিরাপদ ও সুরক্ষিত থাকে এবং আমার “ইল্ম ও “আমলের ওপর 
কোন বিরূপ প্রভাব ফেলতে না পারে। আমার অস্থিরতার পরিমাপ অন্যে 
কিভাবে করবে? একদিকে রাত্রি জাগরণ, সতর্কতা ও তাক "ওয়া অবলম্বন আমার 


'আল্লাম ইব্‌ন জওষী (র) ২৩৯ 


প্রিয়, অন্যদিকে ‘ইল্ম-এর প্রচার ও প্রসার, সাধারণ মানুষের কল্যাণ সাধন, 
গ্রন্থ প্রণয়ন ও সংকলন এবং শরীর-স্বাস্থ্যের উপযোগী খাদ্য আমার কাম্য । 
আর এসব কলব (আত্মা)-এর ব্যস্ততা ছাড়া সম্ভব নয়। একদিকে লোকের সঙ্গে 
মেলামেশা ও তাদের শিক্ষা দান করা জরুরী, অপরদিকে নির্জনতা ও 
একাকিত্বের অবস্থায় দু'আ ও মুনাজাতের মিষ্টতার মাঝে যদি কমতি 
পরিলক্ষিত হয় তাহলে তার জন্যও অত্যন্ত দুঃখ ও আফসোস হয়। আমার 
সঙ্গে সম্পর্কিত ব্যক্তিদের জন্য যদি এমন শক্তি- যা মরে না- তার ব্যবস্থা করা 
যায় তাহলে যুহ্‌দ ও সতর্কতার মানদণ্ডে পার্থক্য দেখা যায়। কিন্তু আমি এ 
সমস্ত তকলীফ ও দুঃখ-মন্ত্রণা সহ্য করে নিয়েছি এবং সন্তুষ্ট চিত্তে তা মেনে 
নিয়েছি। সম্ভবত আমার সংক্ষার-সংশোধন ও উন্নতি এই তকলীফ ও 
ছন্ব-সংঘাতের মাঝেই নিহিত। আর তা এ জন্য যে, উচ্চাকাওক্ষা ও উচ্চাশা এ 
সব আমলের চিন্তা-ভাবনায় থাকে যা আল্লাহ্‌র নৈকট্য লাভের কারণ । আমি 
আমার নফসের হেফাজত করি এবং তার থেকে সতর্কতা অবলম্বন করি। এর 
থেকেও আমি সতর্কতা অবলম্বন করি যাতে আমার একটি নিঃশ্বাসও অনর্থক ও 
বেহুদা কাজে ব্যয়িত না হয়। যদি আমার উদ্দেশ্য ও লক্ষ্য অর্জিত হয়ে যায় 
তাহলে সুবহশনাল্লাহ্‌, অন্যথায় «£.০ ১৯ ৯৯১ ১৬ ২24 (মুমিনের নিয়ত তার 
কর্মের চেয়ে উত্তম)। ৯ 
ওয়া“জ-মাহফিল ও তার প্রভাব 
তার জীবনের সবচেয়ে বড় কৃতিত্ব তার বিগ্নবাত্মক ওয়াজ ও দরস 
মাহফিল। তার এসব ওয়া'জ-মাহফিল গোটা বাগদাদকে অভিভূত ও মন্তরযুগ্ধ করে 
রেখেছিল । খলীফা, সুলতান, উধীর, বড় বড় “আলিম সে সব ওয়া“জ-মাহফিলে 
অত্যন্ত উৎসাহ ও গভীর আগ্রহ সহকারে যোগদান করতেন। লোকের এত ভীড় 
হ’ত যে, এক একটি ওয়া'জ-মাহফিলে লক্ষ পর্যন্ত লোক হ'ত । দশ-পনের হাযার 
লোকের কম কোন মাহফিলেই দেখা যেত না।২ বক্তৃতার প্রভাব এত গভীর ছিল 
যে, তা শুনে কোন কোন শ্রোতা বেহুঁশ হয়ে গড়ে যেত, উন্মত্ত অবস্থায় পরিহিত 
জামা-কাপড় ছিড়ে ফেলত, উচ্চৈঃস্বরে চিৎকার দিয়ে উঠত এবং তাদের চোখ 
দিয়ে অক্রুর গ্রাবন বয়ে যেত। তওবাকারীদের কোন সীমা-সরহদ ছিল না। 
পরিমাপ করে দেখা গেছে, বিশ হাযার ইয়াহুদী ও খৃষ্টান তার হাতে মুসলমান 
হয়েছিল এবং এক লক্ষের মত লোক তওঁবাহ করেছিল. ।৩ 


১.স’ য়দু'ল-খাতি' র--২য় খণ্ড ৩৩৪-৩৭ পৃষ্ঠা। 
২. স'য়দু'ল-খাতি' র--১ম খণ্ড, ২১ পৃ? নু! 
৩. প্রাগুক্ত । 


২৪০ সং্ামী সাধকদের ইতিহাস 


ইবনে জওযী তীর ওয়াজের মজলিসে বিদ'আত, নিষিদ্ধ ও গর্হিত বস্তুকে 
খোলাখুলিভাবে প্রত্যাখ্যান করতেন এবং বিশুদ্ধ “আকীদা ও সুন্নাহ্‌র প্রকাশ 
ঘটাতেন ৷ তুলনাহীন বাগ্মিতা, জ্ঞানবস্তা ও তীর প্রতি জনতার আকর্ষণ দৃষ্টে 
বিদ“আতীরা তীকে--প্রত্যাখ্যান করবার মত সাহস সঞ্চয় করে উঠতে পারেনি। 
ওয়াজ ও দর্স মাহফিল ও তও্প্রণীত কিতাবাদির মাধ্যমে সুন্নাহর ব্যাপক প্রসার 
ঘটে এবং সমসাময়িক খলীফা ও আমীর-উমারা ইমাম আহমদ ইব্‌ন হাম্বল 
(র)-এর (যাকে সে যুগে প্রকৃত বুযুর্গ ও তরীকা-ই-সুন্নাহর প্রতীক হিসাবে 
মনে করা হস্ত) ভক্তে ও অনুরক্তে পরিণত হয় এবং তার মাযহাবের প্রতি ঝুঁকে 
পড়ে। 


তীর সমালোচনামূলক গ্রন্থ 

ইবনে জওযী কেবল মৌখিক ওয়া“জ ও বক্তৃতার ভেতর দিয়েই তার 
কর্তব্য-কর্ম সম্পাদন করেন নি, বরং তিনি এমন কিছু গ্রন্থও রচনা করেন যেগুলো 
শিক্ষিত ও পণ্ডিত মহলে প্রভাব ফেলে এবং অনেক ভুল প্রবণতার সংস্কার সাধন 
করে। 


কিতাবু*ল-মাওযু"আত 

এটা মাওযু'আতে হাদীছের ওপর লেখা তাঁর একটি কিতাব । এতে তিনি সে 
সব হাদীছের হাকীকত (যথার্থতা, মূল তত্ত্ব) বর্ণনা করেছেন যে সব দ্বারা সে যুগের 
কল্পনাবিলাসী ও প্রবৃত্তি-পৃূজারীরা শত রকমের গোমরাহী ও ভ্রান্ত ধারণার উদ্ভব 
ঘটাত। এর দ্বারা তিনি সেই শাখার ওপরই কুঠারাঘাত করেন যার ওপর 
বিদ'আতীরা বাসা বেঁধেছিল। যদিও এ ক্ষেত্রে স্বয়ং তার দ্বারা কোথাও কোথাও 
সীমা লঙ্ঘন হয়েছিল এবং কোথাও কোথাও তিনি কঠোর ফয়সালাও প্রদান 
করেছিলেন। কিন্তু এ ব্যাপারে এতটুকু সন্দেহের অবকাশ নেই যে, এই কিতাব 
একটি উপকারী ও কল্যাণকর খিদমত আঞ্জাম দিয়েছিল। 
তালবীসে ইবলীস 

তাঁর দ্বিতীয় সমালোচনামূলক রচনা “তালবীসে ইবলীস' যা তার সমালোচক- 
সুলভ স্বভাব-প্রকৃতি ও প্রাচীন বুযুর্গ (সলফে সালেহীন)-সুলভ স্বাদের আসল নমুনা 
বহন করছে। উক্ত গ্রন্থে তিনি তীর যুগের গোটা মুসলিম সমাজের খতিয়ান 
টেনেছেন এবং মুসলমানদের প্রতিটি শ্রেণী ও জামা'আতকে সুন্নাহ ও শরীয়তের 


‘আল্লামা ইব্‌ন জওযী (রে) ২৪১ 


মাপকাঠিতে বিচার করেছেন, তাদের দুর্বলতা, ভারসাম্যহীনতা ও ভ্রান্ত ধারণাসমূহ 
চিহ্নিত করেছেন এবং প্রমাণ করে দেখিয়েছেন, শয়তান কিভাবে এই উম্মতকে 
ধোকা দিয়েছে এবং কোন্‌ কোন্‌ পথ দিয়ে তাদের ‘আকীদা, “আমল ও 
আখলাকের মধ্যে ছিদ্র ও ধীধার সৃষ্টি করেছে। তিনি এই গ্রন্থে কোন শ্রেণী বা 
কোন ব্যক্তিকেই খাতির করেন নি এবং কাউকে ক্ষমাও করেন নি। এতে তিনি 
উলামা-ই কিরাম, মুহাদ্দিছীন, ফুকশহা, ওয়ায়েজীন, সাহিত্যিক, কবি, সুলতান, 
শাসকবৃন্দ, আহলে দীনের সুফিয়া-ই-কিরাম ও জনসাধারণের স্বতন্ত্র দুর্বলতা, ভ্রান্ত 
প্রথা-পদ্ধতি ও আচার-অভ্যাস সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিয়েছেন! এ গ্রন্থ তাঁর 
সুক্ষ দৃষ্টি, জীবন সম্পর্কে গভীর জ্ঞান ও দূরদর্শিতার সফল ও সার্থক নমুনা। এ 
থেকে পরিমাপ করা যায় যে, তিনি শয়তানের কামনা-বাসনা ও রাজনৈতিক 
কলাকৌশলাদি গভীরভাবে অধ্যয়ন করেছিলেন এবং বিভিন্ন ধর্মের ইতিহাস ও 
ভ্রান্ত ফির্কাগুলোর ‘আকীদা সম্পর্কে গভীর জ্ঞান রাখতেন! 


বিভিন্ন শ্রেণীর সমালোচনা 

এই গ্রন্থে বদিও কোথাও কোথাও তীর সমালোচনা সীমা ছাড়িয়ে গেছে এবং 
কিন্তু এতে সন্দেহের কোন অবকাশ নেই যে, এই গ্রন্থে অনেক প্রয়োজনীয় বিষয়, 
মূল্যবান উদ্ধৃতি ও অনেকগুলো সঠিক ও যথার্থ সমালোচনা পাওয়া যায় এবং 
অধিকাংশ ক্ষেত্রে মেনে নিতে হয় যে, তাঁর বজ কঠোর আঘাত সঠিক এবং তার 
সমালোচনা অত্যন্ত যুক্তিযুক্ত । এখানে তার কতিপয় নমুনা পেশ করা গেল । 

স্বীয় যুগের সে সব 'আলিম-“উলামার, যারা ফিক'হী মসলা-মাসাইলের 
ছোটখাটো ও সুক্মাভিসূক্ম বিষয় নিয়েই মগু থাকেন, সমালোচনা করতে গিয়ে 
তিনি লিখেছেন : " . 

এ ফকশিহদের একটা দুর্বলতা হ’ল এই যে, তাদের গোটা মগ্নতা উল্লিখিত 

চিন্তা-ভাবনার মধ্যেই সীমিত। তারা তীদের শাস্ত্রে সে সব বিষয়বস্তু শামিল 

প্লেহ-মমতা ও কোমল সহানুভূতির । যেমন- কুরআন মজীদ তিলাওয়াত, 

হাদীছ ও সীরাত সম্পর্কে আলোচনা শ্রবণ এবং সাহাবা-ই-কিরাম-এর অবস্থা 

সম্পর্কে অধ্যয়ন ও বর্ণনা । সবাই জানে যে, নাজাসাত ও নাপাকী অপসারণ ও 

পরিবর্তনশীল মসলার বারবার পুনরাবৃত্তি দ্বারা আত্মায় কোমলতা ও ভীতি সৃষ্টি 

হতে পারে না। আত্মার জন্য চাই যিক্র-আযকার ও ওয়া“জ-নসীহত, যাতে 


সংগ্রামী সাধক-(১ম)-১৬ 


২৪২ সংগ্রামী সাধকদের ইতিহাস 


পারলৌকিক জীবনের প্রতিও ভীতিহীন আগ্রহ সৃষ্টি হয়। ইখতিলাফী 
মসলা-মাসাইল যদিও “ইলমে শরীয়তবহির্ভূত নয়, কিন্তু তা মানব জীবনের 
উদ্দেশ্য হাসিল ও লক্ষ্য অর্জনের জন্য যথেষ্ট নয়। যিনি প্রাচীন বুযুর্গদের 
অবস্থা এবং তাদের হাকীকত ও গোপন রহস্য সম্পর্কে ওয়াকিফহাল নন, 
তীদের মাযহাব যারা অবলম্বন করেছেন তাদের অবস্থা সম্পর্কেও বেখবর 
রয়েছেন, তিনি তাঁদের রাস্তায় কিভাবে চলতে পারেন? যদি মুতাকপদ্দিমীন 
(প্রথম যুগের লোক)-এর অবস্থা ও তরীকা সম্পর্কে অধ্যয়ন করা যায় তাহলে 
তাদের সঙ্গে চলার আগ্রহ সৃষ্টি হবে, তাদের রঙে রঞ্জিত ও আখলাক-চরি্র 
গঠনের আগ্রহ সৃষ্টি হবে প্রাচীন বুযুর্ণদের মধ্যে জনৈক বুষুর্গের উক্তি এই যে, 
“একটি হাদীছ- যদৃদ্ধারা আমার অন্তরে তাবাবেগের সৃষ্টি হয়, মন দ্রবীভূত হয়, 
কোমলতা ও স্গেহরসে সিক্ত হয়- তা কামী শুরায়হ'-এর এক শত ফয়সালা 
অপেক্ষাও আমার কাছে বেশি প্রিয়।” > 


ওয়ায়েজীনদের সম্পর্কে সমালোচনা করতে গিয়ে তিনি বলেন ঃ 
তাদের (ওয়া'জকারীদের) ভেতর অধিকাংশ লোকই খুবই সাজানো- 
গোছানো এবং খুবই লৌকিকতাপূর্ণ ও আকর্ষণীয় বাক্য ব্যযবহার করে, যার 
অধিকাংশই অর্থহীন। এ যুগে ওয়া“জ-নসীহতের বিরাট অংশই হযরত মূসা 
(আট) ও তুর পর্বত এবং হযরত ইউসুফ (“আ) ও যুলায়খা সম্পর্কিত 
কিসসা-কাহিনী দ্বারা ভরপুর । এসব ওয়া'জ-নসীহতে ইসলামের অপরিহার্য 
বিধান (ফরয) সম্পর্কে আলোচনা খুব কমই থাকে । কি করে গোনাহ্‌র হাত 
থেকে বেঁচে থাকা যায়, সে সম্পর্কেও এতে কোন আলোচনা থাকে না। এমন 
- ওয়া'জ-নসীহত দ্বারা একজন ব্যভিচারী, একজন সুদখোর ব্যক্তির তওবাহ 
করার উৎসাহ ও শক্তি কিভাবে সৃষ্টি হবে? স্বামীর হক আদায় ও পারস্পরিক 
সম্পর্ক বজায় রাখার ব্যাপারে একজন মহিলার আগহ অনুপ্রেরণা কিভাবে সৃষ্টি 
হবে? এটা এজন্য যে, এসব বিষয় ওয়া“জকারীদের বিষয়বস্তুর অন্তর্ভূক্ত থাকে 
না। ওয়াজকারীরা শরীয়তকে পেছনে ঠেলে দিয়েছে বলেই তাদের আয়ের 
বাজার গরম হয়েছে। কেননা হক সর্বদাই মানবীয় প্রকৃতির ওপর বোবাস্বরূপ 
এবং বাতিলকে হাক্কা ও মনোরম দেখায় । ২ 

তিনি আরো বলেন ৪ 

১. ভালবীসে ইবলীস, ১১৯-২০ পৃ. । 

২. প্রাগুক্ত, ১২৫ পৃ. । 


‘আল্লামা ইব্‌ন জওষী রে) ২৪৩ 


অবশ্য কখনো এমনও হয় যে, ওয়া'জকারী সাচ্চা পথের সৈনিক এবং আম 
মানুষের কল্যাণকামী হন, কিন্তু সম্মান, প্রতিপত্তি ও পদমর্যাদার প্রতি আকর্ষণ 
তার অস্থি-মজ্জায় এমনভাবে প্রবাহিত হয় যে, তিনি মনেপ্রাণে কামনা করেন, 
লোকে তাকে তক্তি-সম্মান করুক । এটা তখনই বোঝা যায় যখন দেখা যায় 
যে, অন্য কোন ওয়ায়েজ যদি তারই মত ওয়াঁজ-নসীহতে এগিয়ে যেতে 
থাকেন কিংবা তারই মত ওয়া“জে প্রতিষ্ঠা লাভ করেন অথবা মানুষের 
মন-মগজ ও 'আমল-আখলাক সংশোধনের ক্ষেত্রে কেউ তার সাহায্যে এগিয়ে 
আসেন তাহলে তার কাছে তা অসহনীয় ও অপছন্দনীয় হয়ে ওঠে ৷ যদি তিনি 
আল্লাহ্‌র প্রতি একনিষ্ঠ হতেন তাহলে উল্লিখিত বিষয়াদি অপছন্দ করবার তার 
কোন কারণই থাকত নাঁ।৯ 
তিনি বলেন ঃ 
যদি ছাত্ররা কোন “আলিম কিংবা মাদরাসার কোন মুদারিসের নিকট গমন 
করে যিনি জ্ঞানের ক্ষেত্রে তার অগ্রবর্তী, তাহলে (দুনিয়াপূজারী) উক্ত 
‘আলিমের তা কষ্টকর বলে মনে হয়। আল্লাহ্‌র একনিষ্ঠ বান্দাহ্র পরিচয় এ 
নয়। কেননা আল্লাহ্‌র মুখলিস (একনিষ্ঠ) “আলিম ও মুদার্রিসের উদাহরণ তো 
সেই চিকিৎসকের মত যিনি আল্লাহ্‌র উদ্দেশ্যে তাঁরই সন্তুষ্টির খাতিরে সৃষ্টি 
জগতের চিকিৎসা করে থাকেন। কোন রোগীর যখন অপর কোন চিকিৎসকের 
হাতেও আরোগ্য লাভ ঘটে তখন এ ধরনের চিকিৎসক খুশিই হয়ে থাকেন।২ 
সুলতান ও শাসকবর্গের সমালোচনা করতে গিয়ে তিনি লিখেন ঃ 

এরা শরীয়তের মুকাবিলায় নিজেদের রায় ও মতামত মাফিকই কাজ করেন। 
তারা কখনো এমন ব্যক্তিও হাত কেটে থাকেন, যাঁর হাত কাটা জায়েয নয়! 
কখনো এমন ব্যক্তিকে হত্যা করেন, যাকে হত্যা করা বৈধ নয়। তারা এ 
ধরনের ধৌকায় নিপতিত যে, এতো রাজনীতি (অর্থাৎ যেন রাজনীতিতে সব 
কিছুই বৈধ) যার অন্য অর্থ এই, “শরীয়ত অসম্পূর্ণ, তার পরিপূর্ণতা ও 
পরিশিষ্টের প্রয়োজন; আর আমরা (শাসকরা) আমাদের মতামত ও অভিমত 
দ্বারা সেই পরিপূর্ণতা দান করছি” । 

শয়তানের এ একটা বিরাট ধৌকা ও প্রতারণা ৷ প্রকৃতপক্ষে শরীয়ত হ’ল 
একটি এশী রাষ্ট্রনীতি । আর এঁশী রাষ্্রনীতিতে এমন কোন বিচ্যুতি কিংবা 
ঘাটতি থাকতে পারে না, যার জন্য জাগতিক রাজনীতির প্রয়োজন দেখা 


১, ভালবীসে ইবলীস । 
২. প্রাগুক্ত, ১৩১ পৃ. (৩০৭01 sLalall এ 333) 


২৪৪ সংগ্রামী সাধকদের ইতিহাস 


দেবে। আল্লাহপাক বলেন : 7:৯০ 50511 এ৪ (১৮৮৪০ (আমরা কিতাবে 
কোন কিছুই কম বলি নি)। তিনি আরও বলেন : 4.২. 5১১ ১ (তার হুকুম 
রদ করবার কেউ নেই)। অতএব, এ ধরনের (মানবীয়) রাজনীতির যিনি বা 
যারা দাবিদার তিনি বা তারা প্রকৃতপক্ষে শরীয়তে বিচ্যুতি ও অসম্পূর্ণতার 
দাবিই করেন। আর এ জাতীয় দাবি কুফরীর শামিল।১ 

এ সব শাসক ও মুসলমানের আর একটি দুর্বলতা ও ভ্রান্তি সম্পর্কে আলোচনা 

করতে গিয়ে তিনি বলেন ৪ 

পাপ ও অবাধ্যতামূলক কার্যকলাপের ব্যাপারে জিদ করার সঙ্গে সঙ্গে 
নেককার লোকদের সঙ্গে মোলাকাতের আগ্রহও তাদের মধ্যে দেখা যায়। 
তারা তাদের থেকে নিজেদের জন্য দু'আ করিয়ে থাকেন। শয়তান তাদের 
বোঝায়, এর দ্বারা তোমার গুনাহ্‌র পাল্লা হাক্কা হয়ে যাবে। অথচ এই নেক 
কাজের দ্বারা এ মন্দ কাজের অপনোদন হতে পারে না। 

আদায়কারী ব্যবসায়ীর নৌকা থামিয়ে দেয়। ব্যবসায়ী লোকটি সে যুগের 
বিখ্যাত বুযুর্গ মালিক ইবনে দীনারের নিকট গমন করেন এবং তাকে সকল 
ঘটনা খুলে বলেন। মালিক ইবনে দীনার রাজস্ব আদায়কারীর কাছে যান এবং 
ব্যবসায়ী লোকটির জন্য সুপারিশ করেন। লোকটি ইবৃন দীনারকে যথেষ্ট 
তাঁজীম করেন এবং বলেন £ আপনি কেন কষ্ট করতে এলেন! আপনি তো 
সেখান থেকেই বলে দিতে পারতেন। আপনার নির্দেশ আমি পালন করতাম । 
এরপর লোকটি তার জন্য দু'আর দরখাস্ত পেশ করে। এতে তিনি লোকটিকে 
তার সেই পাত্রের দিকে ইশারা করে (যেখানে সে অবৈধভাবে সংগৃহীত রাজস্ব 
জমা রাখত) বলেন ৪ এই পাত্রকে বল, সে তোমার জন্য দু'আ করুক। 
এরপর তিনি বললেন £ আমি আর তোমার জন্য কি দু'আ করব যেখানে 
হাযার হাযার মানুষ তোমার জন্য বদ-দু'আ করছে। এখন তুমিই বল, 
একজন মানুষের দু'আ শোনা হবে- নাকি হাযার হাঁষার মানুষের বদ-দু'আ । ২ 


এ সব আমীর-উমারা ও দুনিয়াদার লোক “'আলিম-“উলামার ও ফকশিহদের 
তুলনায় বেশরা (শরীয়তবিরোধী) পীর-ফকীর ও গান-বাদ্যরত সুফীদেররই 
De sb SY elle ২৪০ SOS. 
২০ LAS 58511 4155 435 ১৩৪ পৃ. | 


“আল্লামা ইবৃন জওবী (র) | ২৪৫ 


অধিক ভক্ত ও অনুরক্ত। তাদের জন্য তারা উদার ও মুক্ত হস্তে খরচ করে 
থাকেন। পক্ষান্তরে প্রকৃত ‘আলিম-“উলামা ও গুণী পণ্ডিতদের জন্য একটি 
পয়সা খরচ করাকেও তারা বোঝাস্বরূপ মনে করেন। তাঁদের জন্য খরচ 
করতে তাদের কষ্ট হয় এজন্যে যে, 'আলিম-'উলামা চিকিৎসকের ন্যায় আর 
চিকিৎসর জন্য খরচ করা মানুষের নিকট বিরাট বোঝা বলে মনে হয়। কিন্তু এ 
সব বেশরা পীর ও কাওয়ালদের জন্য টাকা-পয়সা খরচ করা গায়িকাদের জন্য 
খরচ করার ন্যায় আনন্দের বিষয় এবং এ ব্যয় তাদের কাছে গায়ক ও 
বাজীকরদের গানবাদ্য ও বাজির ন্যায় খেল-তামাশারূপ আনন্দদানকারী বন্ধু 
এবং এগুলোকে পার্থিব সাম্রাজ্যের অপরিহার্য বিষয় বলেই তারা গণ্য করেন।১ 
এ কারণেই তারা এসব নকল সূফী ও ভণ্ড সংসারবিরাগী ফকীর-দরবেশের 
ভক্তে পরিণত হয় এবং তাদেরকে 'আলিম-“উলামার ওপর অগ্রাধিকার প্রদান 
করে৷ এরা যদি নিরেট মূর্খ জাহিলের শরীরেও দরবেশী পোষাক দেখতে পায় 
তাহলে তক্ষুণি তার ভক্ত যুরীদে পরিণত হয় ৷ আর উক্ত ভণ্ড পীর-দরবেশ যদি 
তাদের কাছে মাথা নুইয়ে দেয় এবং বিনয় ও ভীতিমিশ্রিত আবেগ প্রকাশ করে 
তাহলে তার জন্য উন্মাদ হতেও তাদের এতটুকু দেরী হয় না। তারা বলে, “এ 
দরবেশের সাথে অমুক “আলিমের কি তুলনা চলে? ইনি একজন সংসারবিরাগী 
মানুষ আর উনি দুনিয়াদার, পার্থিব বিষয়সম্পন্ন মানুষ! একজন ভাল ভাল 
খারার খান, বিয়ে-শাদী করে সংসার-ধর্ম পালন করেন, আর অপরজন 
সাধারণ আহার্য গ্রহণ করেন, চিরকুমার থাকেন।” অথচ এটা পরিষ্কার মূর্খতা 
এবং শরীয়তে মুহান্মাদীর প্রতি অবজ্ঞা প্রদর্শন ছাড়া কিছু নয়। আল্লাহ্‌র এ এক 
বিরাট অনুগ্রহ যে, এ সব লোক আঁ-হযরত (সা)-এর যুগে ছিল না। অন্যথায় 
এরা তীকে বিয়ে-শাদী করতে দেখে, পাক-পবিত্র বস্তু ভক্ষণ করতে এবং মিষ্টি 
ও মধুর প্রতি আকৃষ্ট হতে দেখে তার প্রতিও সম্ভবত মন্দ ধারণা পোষণ 
করত।২ 


সাধারণ মানুষের সমালোচনা করতে গিয়ে লিখেন : 
শয়তান অনেক সাধারণ মানুষকে এই ধোকায় নিক্ষিপ্ত করে রেখেছে যে, 
ওয়া'জ-নসীহতের মাহফিল ও যিক্র-আযকারের মজলিসে শরীক হওয়া এবং 
এর দ্বারা প্রভাবিত হয়ে কান্নাকটি ও অশ্রু বর্ষণ করাই আসল কাজ । তারা 
মনে করে যে, নেক মাহফিলে অংশ গ্রহণ ও কান্নাকাটিই আসল উদ্দেশ্য । সে 

৯০ ০৮৮১০০৭ও 53৬1) cle ২৪৩ ৩৭৩ পৃ. 

২. Pst ০ ০০৪০ ০০ ৩৮৮-৮৯পৃত | 


২৪৬ স্খামী সাধকদের ইতিহাস 


জন্য তারা ওয়ায়েজীনের নিকট থেকে ফধীলতের ওয়া“জ শোনে । যদি তারা 
জানতে গারত যে, আসলে আমলই সব কিছুর লক্ষ্য, তাহলে তারা উপরিউক্ত 
মনোবৃত্তি নিশ্চয়ই পরিত্যাগ করত। আমি ব্যক্তিগতভাবে অনেক লোককেই 
জানি- যারা বছরের পর বছর ধরে ওয়া'জ মাহফিলে শরীক হয়ে আসছে, 
কীদছে, প্রভাবিত হচ্ছে, তথাপি না তারা সূদ গ্রহণ পরিত্যাগ করছে, আর না 
ব্যবসা-বাণিজ্যে ধোকা দেওয়া থেকে বিরত হচ্ছে। সালাতের আরকান- 
আহকাম সম্পর্কে আগেও যেমন তারা অজ্ঞ ও বেখবর ছিল, আজও তেমন 
অজ্ঞ ও বেখবর রয়েছে। মুসলমানদের গীবত গাওয়া ও পিতামাতার অবাধ্য 
থাকার ব্যাপারে তারা আগেও যেমন বাড়াবাড়ি করত, এখনো তেমনি 
বাড়াবাড়ি করে। শয়তান তাদের এই প্রতারণা দিয়ে রেখেছে যে, ওয়া'জ 
মাহফিলে হাযির থেকে শুধু অশ্রু বর্ষণ করলেই সব গুনাহ মাফ হয়ে যায়। 
কিছু লোককে শয়তান এই ধারণারও বশবর্তী করে রেখেছে যে, “আলিম- 
‘উলামা ও নেককার লোকদের সাহচর্যই আল্লাহ্‌র দরবারে ক্ষমা লাভের 
(মাগফিরাত) মাধ্যম ও উপকরণ 1৯ 


ধনিকদের সম্পর্কে পর্যালোচনা করতে গিয়ে লিখেছেন : 
তাদের ভেতর বহু লোক মসজিদ ও পুল নির্মাণে অনেক অর্থ ব্যয় করে। 
লোক দেখানো খ্যাতি ও প্রসিদ্ধি লাভই তাদের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য । 
তারা কামনা করে, এগুলোর মাধ্যমেই তাদের নাম ও স্মৃতি জাগরূক থাকুক । 
অনন্তর এই উদ্দেশ্য ও লক্ষ্য পূরণের জন্য তারা তাদের নির্মিত মসজিদ, পুল 
প্রভৃতিতে নাম-ফলক স্থাপন করে । আল্লাহ্‌র সন্তষ্টিই যদি তাদের লক্ষ্য হ'ত 
তাহলে সে সবের ওপর তারা তাদের নাম উৎকীর্ণ করত না । আল্লাহ্‌ দেখছেন, 
তিনি সবই জানেন- এটাকেই তারা তাদের কাজের শ্রেষ্ঠ বিনিময় বলে মনে 
করত । এ ধরনের লোকদের যদি কেবল একটি দেওয়াল নির্মাণের জন্যই বলা 
হয় যার ওপর তাদের নাম খোদিত থাকবে না- তাহলে তারা তাতে রাযী হবে 
না। 
এভাবে তারা খ্যাতি ও শোহরত লাভের জন্য মাহে রমযানু*ল-সুবারকে বিভিন্ন 
মসজিদ ও দরগায় মোমবাতি পাঠিয়ে থাকে, অথচ তার মহল্লার মসজিদ সারা 
বছরই অন্ধকারে ডুবে থাকে । এটা তারা এজন্য করে যে, দৈনিক অল্প অল্প 
করে সারা বছরব্যাপী মসজিদে তেল সরবরাহ করলেও সেই নাম ও খ্যাতি 
আসে না যা রমযানে একটি মাত্র মোমবাতি পাঠিয়ে দিলেই আসে ।১ 

১. তালবীসে ইবলীস 'আলা'ল-আওয়াম, ৩৯৩-৯৪ পৃ. ! 


‘আল্লামা ইব্‌ন জওষী (র) ২৪৭ 


সায়দু'্ল-খাতির 

সায়দু'ল-খাতির তার একটি চয়িত ও সংকলিত গ্রন্থ। এতে গ্রন্থকার তার 
আন্তর-মানসের প্রতিক্রিয়া, লৌকিকতামুক্ত ধ্যান-ধারণা, জীবনের বিভিন্ন পর্যায়ে * 
লব্ধ অভিজ্ঞতা, ইতস্তত বিক্ষিপ্ত চিন্তা-ভাবনা এবং আকস্মিক ঘটনা ও দুর্ঘটনাসমূহ 
লিপিবদ্ধ করেছেন! নিজের বহু দুর্বলতা ও ভুলের কথা অসংকোচে এবং কোনরূপ 
রাখ-ঢাক ছাড়াই তিনি স্বীকার করেছেন এ বইয়ে । নফসের সঙ্গে কথোপকথন, 
চাকর-বাকর ও বন্ধু-বান্ধবদের সম্পর্কে অভিজ্ঞতা, উপকারী ও কল্যাণকর 
পথ-নিৰ্দেশনা, দৈনন্দিন ঘটনাবলী, প্রবৃত্তিজাত ব্যাধি, বিভন্ন শ্রেণীর মানুষের 
পর্যালোচনা, আত্মজিজ্ঞাসা, আত্মবিশ্লেষণ প্রভৃতি বিষয়ের বিশদ বর্ণনা দিয়েছেন 
তিনি উক্ত বইয়ের জায়গায় জায়গায় । এ গ্রন্থের একটি বড় বৈশিষ্ট্য হ'ল- এর 
সত্যতা, অনাডম্বরতা ও লৌকিকতামুক্ত বর্ণনাতঙ্গি। সে যুগের সাহিত্যিক ও 
লেখকদের অনুসৃত গন্থার বিরুদ্ধে সহজ সরল, প্রাঞ্জল ও সাবলীল ভাবায় গোটা 
গ্রন্থটাই লেখা হয়েছে। কোন আরব ‘আলিম ও লেখকের অনন্যসাধারণ বৈশিষ্ট্য 
প্রোজ্জ্বল এটাই সম্ভবত প্রথম গ্রন্থ । 


সাধারণ ঘটনা থেকে বিরাট ফলাফল 
ইবনে জওষী এ গ্রন্থের ছোট ছোট ঘটনা ও দৈনন্দিন পর্যবেক্ষণ থেকে বিরাট 

অর্থ ও ফলাফল বের করেছেন, আর এখানেই একজন সাধারণ মানুষ ও একজন 

দৃষ্টিশক্তিসম্পন্ন মানুষের মধ্যকার পার্থক্য ধরা পড়ে! এক স্থানে তিনি লিখেছেন : 
আমি দু'জন মজুরকে দেখলাম, একটি ভারী কড়িকাঠ উঠিয়ে নিয়ে যাচ্ছে। 
দু'জনই কিছু একটা গাইছিল। তবে একজন গানের একটি পংক্তি গাইছে তো 
অপরজন গানের মাধ্যমেই সুর-মূর্ছনার সঙ্গে তার জওয়াব দিচ্ছে। একজন 
যখন কিছু একটা পড়ছে তো অপর জন কান লাগিয়ে তা শুনছে। অতঃপর 
তার পুনরাবৃত্তি করছে অথবা সে ধরনেরই গানের পংক্তি দ্বারা তার জওয়াব 
দিচ্ছে। আমার খেয়াল হ’ল যে, যদি তারা এমনটি না করে তাহলে তাদের 
পরিশ্রম ও বোঝার অনুভূতি বেশি হবে । কিন্তু এই পন্থায় তাদের কাজ সহজ 
হয়ে যাচ্ছে। আমি বিষয়টি গভীরভাবে চিন্তা করে দেখলাম এবং বুঝতে 
পারলাম যে, এতে করে মস্তিষ্কে কিছু সময় অন্য কাজে মগ্ন রেখে সেই 


50155310552 লে এনে ও ৩৯৫ পু 


২৪৮ সংগ্রামী সাধকদের ইতিহাস 


অবসরে তারা কিছু বিশ্রাম নিয়ে নেয়, কিছুটা আনন্দ লাভ করে এবং এভাবে 
তাদের মনে কিছু সজীবতার সৃষ্টি হয়। আর এমনি করে সহজেই তারা পথ 
অতিক্রম করে এবং বোঝার কষ্ট থেকে অন্যমনক্ক থাকার চেষ্টা করে। এই 
ঘটনা থেকে আমি এই সিদ্ধান্তে পৌছলাম যে, মানুষ শর“ঈ বাধ্যবাধকতা, 
ধৰ্মীয় দায়িতু ও কর্তব্যের বিরাট বোঝা মাথায় উঠিয়ে রেখেছে এবং সবচেয়ে 
বড় বোঝা হ'ল তার নফসজাত বোঝা । এ ক্ষেত্রে বড় কাজ হ'ল, তাকে তার 
আনন্দদায়ক ও বাঞ্ছিত বিষয়াদি থেকে ফিরিয়ে রাখা এবং যেসব জিনিসের 
প্রতি তার দেহমন ততটা আকৃষ্ট নয়, সেসবের ওপর তাকে ধরে রাখা । আমি 
এর থেকে যে ফলাফল বের করলাম তা হ'ল এই যে, সবরের (ধৈর্য) রাস্তাকে 
সান্তনা দিয়ে এবং নফ্সকে অনুমোদিত প্রিয় বস্তুর সাহায্যে বিচ্ছিন্ন করে দিতে 
হবে । যেমন কোন কবি বলেছেন £ 

“রাতভর চলার কারণে সওয়ারী যখন ক্লান্ত ও অবসন্ন হয়ে পড়ে এবং আর 
চলতে পারবে না বলে ফরিয়াদ জানায়, তখন ভোরের উজ্জ্বল আলোক-রেখা 
সত্বরই ফুটে উঠবে, এই আশার বাণী তাকে শোনাও। আর দিন হতেই তাকে 
আরামের প্রতিশ্রুতি দাও 1” 

এ ধরনেরই কাহিনী বাশার হাফী (র) থেকে বর্ণিত আছে। একবার তিনি ও 
তীর সঙ্গী কোথাও যাচ্ছিলেন। সঙ্গীর তেষ্টা পেল এবং বলল ঃ ক্ষণিক দীড়ান, 
আমি এই কুয়া থেকে পানি পান করে নিই । বাশার হাফী (র) তাকে বললেন ৪ 
একটু সবর কর, সামনের কুয়া থেকে পান করলেই হবে। এরপর যখন 
পরবর্তী কুয়া এসে গেল তখন তিনি এর পরবর্তী কুয়ার দিকে ইঙ্গিত করে 
তাকে পুনরায় সবর করতে বললেন! এভাবে বাশার হাফী (র) তার সঙ্গীকে 
সান্ত্বনা দান করতে করতে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে এলেন। এরপর 
তাকে বললেন ঃ এভাবেই দুনিয়ার সফর এগিয়ে নিয়ে যেতে হয় । প্রকৃত ঘটনা 
এই যে, যিনি এই রহস্যটি বুঝতে পারবেন তিনি তার নফসকে ভুলিয়ে রাখতে 
সক্ষম হবেন এবং নিজের মনকে প্রবোধ দেবেন, যাতে করে সে ভার বোঝা 
সামলে নিতে পারে এবং এ ব্যাপারে ধৈর্য ধারণ করতে পারে। প্রাচীন যুগের 
কতক বুযুর্গ বলতেন, “হে আমার নফস! আমি যে বাঞ্ছিত সুখ-শান্তি ও 
আনন্দদায়ক বস্তু থেকে তোমাকে বাধা দিচ্ছি এবং ফিরিয়ে রাখছি সে তো 
কেবল স্নেহ-মমতা ও ভয়ের কারণে ।” বায়েযীদ বিস্তামী (র)-এর উক্তি, 
“প্রথম দিকে আমি যখন আমার নফ্সকে আল্লাহ্র দিকে এগিয়ে নিয়ে যেতাম 


‘আল্লামা ইবৃন জওষী রে) ২৪৯ 


তখন সে বড় কান্নাকাটি করত। অতঃপর হাসি-খুশির মধ্য দিয়েই সে আল্লাহ্‌র 
দিকে অগসর হতে লাগল ।” মনে রাখতে হবে, নফসকেও য্-আততি করতে 
হবে, করতে হবে তার সাথেও স্নেহপূর্ণ ব্যবহার । এটা একটা জরুরী বিষয়। 
এভাবেই এগিয়ে যেতে হয় এবং এভাবেই রাস্তা একদিন ফুরিয়ে যায়।৯ 
অন্যত্র লিখেছেন : 

আমি দেখেছি যে, শিকারী কুকুর যখন মহল্লার অ-শিকারী কুকুরের পাশ দিয়ে 
যায় তখন অ-শিকারী কুকুর ঘেউ ঘেউ চিৎকার জুড়ে দেয় এবং শিকারী 
কুকুরের পেছনে লাগে । কেননা সে দেখে যে, কৃশকায় হওয়া সত্ত্বেও শিকারী 
কুকুরের বেশ সম্মান। এ কারণেই সে তার ওপর ঈর্ষািত হয়। অপর দিকে 
শিকারী কুকুর অকর্মণ্য অ-শিকারী কুকুরের দিকে ফিরেও তাকায় না। তাকে 
সে আদৌ গ্রাহ্যের মধ্যেই আনে না। তার ঘেউ ঘেউ চিৎকারের সে আদৌ 
পরওয়া করে না। এথেকে মনে হয়, শিকারী কুকুর যেন ভাবতে শিখেছে, সে 
তার জাতিগোষ্ঠীর কেউ নয়। কেননা স্থানীয় কুকুরগুলো মোটাসোটা হলেও 
তাদের হাত-পাগুলো কোন কাজের নয়, তাদের ভেতর বিশ্বস্ততাও নেই । কিন্তু 
শিকারী কুকুর কৃশকায় হলেও দারুণ ফুর্তিবাজ। তার দেহ হালকা-পাতলা, 
কিন্তু স্বভাব ও আচার-আচরণ শিষ্ট ও সভ্য-শান্ত। সে যখন শিকার করে তখন 
শিকারকৃত বস্তুতে মুখ লাগাবার কথা চিন্তাই করে না । মালিকের প্রতি অনুগত 
থাকার কারণে হোক কিংবা তার প্রতি মালিকের অনুগ্রহের কথা স্মরণ করেই 
হোক, সে শিকারকে অক্ষত অবস্থায় মালিকের হাতে তুলে দেয়। এর থেকে 
একটি কথা তো আমি বুঝলাম যে, দেহ ও চরিত্রের মধ্যে বিশেষ সম্পর্ক 
আছে। শরীর যদি হয় সূক্ষ্ম তাহলে চরিত্রও হবে সুক্ষ্ম দ্বিতীয় যেটি জানলাম 
তা হ’ল এই যে, মানুষ এ ব্যক্তির প্রতি ঈর্াবিত হয় না যাকে সে তার 
সমশ্রেণীর কিংবা সমপর্যায়ের মনে করে না। ঠিক তেমনি আল্লাহ যাকে ঈমান 
ও 'আকণ'ল (বুদ্ধি ও প্রজ্ঞা) দান করেছেন সে এমন ঈর্ধাকারীর প্রতি ঈর্ষান্বিত 
হয় না যে ঈমান ও 'আক'ল থেকে বঞ্চিত । তাকে সে ভুক্ষেপের যোগ্যই মনে 
করে না। কেননা সে এক জগতের অধিবাসী, আর এ আর এক জগতের 
অধিবাসী । একজন দুনিয়ার কারণে ঈর্ষাপরায়ণ এবং অন্যজনের দৃষ্টি সুদূর 
আখিরাতের প্রতি নিবদ্ধ । আর এ দু'জনের মধ্যে আসমান-যমীনের পার্থক্য 
বিদ্যমান । ৯ 


১. সস্থায়দু'ল-খাতিস্থর, ১ম খণ্ড, ১৪৬-৪৭ পৃ. । 


২৫০ সং্রামী সাধকদের ইতিহাস 


জীবনের ঘটনাবলী ও নফসের সঙ্গে কথোপকথন 


কথাবার্তা বলেন। একবার তিনি দু'আ করেন। অপর একজন নেককার বুযুর্গ এ 
দু'আর ভেতর শরীক ছিলেন। দু'আ কবুল হ'ল। কিন্তু কার দু'আ কবুল হল? এ 
ব্যাপারে নিজের নফসের সঙ্গে তীর কথাবার্তা হয় ৪ 
একবার এমন একটি ব্যাপার দেখা দিল যে, তখন আল্লাহ্র নিকট আমার 
চাইবার ও দু'আ করবার প্রয়োজন অনুভূত হ'ল। আমি দু'আ করলাম এবং 
আল্লাহ্‌র নিকট চাইলাম । একজন নেককার বুযুর্গ এই দু'আয় আমার সঙ্গে 
শরীক হন। দু'আ কবুল হবার কিছু “আলামত আমি দেখতে গেলাম ৷ আমার 
নফ্স আমাকে বলল £ এটা এ বুষুর্ণের দু'আর ফল, তোমার দু'আর ফল নয়। 
আমি বললাম : আমি আমার এমন অনেক গুনাহ ও ক্রুটি-বিচ্যুতির কথা জানি 
যার জন্য আসলেই আমার এ অধিকার নেই যে, আমার দু'আ কবুল হবে। 
কিন্তু আমার দু'আ কবুল হলেও তাতে আশ্চর্যের কিছু নেই। কেননা এই 
নেককার লোকটি সম্ভবত আমার সে সব গুনাহ ও দোষ-ক্রটি থেকে নিরাপদ 
আছেন যেগুলো সম্পর্কে আমি অবহিত। কিন্তু তার ও আমার মাঝে একটি 
বিষয়ে পার্থক্য রয়েছে আর তা হ'ল, আমি আমার নিজের দোষ-ক্রুটির জন্য 
লজ্জিত এবং এজন্য আমার অন্তর-মানসও ভীত-সন্স্ত। পক্ষান্তরে তিনি তার 
নিজের ব্যাপারে প্রফুন্চিত্ত ও আনন্দিত। আর দোষ-ক্রটি সম্পর্কে নিজের 
স্বীকৃতি এ ধরনের প্রয়োজনের মুহূর্তে অধিক কার্যকর ও প্রয়োজনীয় বন্ধু 
হিসাবে প্রমাণিত হয় । অবশ্য একটি বিষয়ে আমি ও তিনি সমান আর তা হ'ল 
এই যে, আমাদের উভয়ের ভেতর কেউই স্বীয় আমলের ভিত্তিতে আল্লাহ্‌র 
অনুগ্রহপ্রার্থী নই। এখন আমি যদি আমার ভাঙা অন্তর নিয়ে লজ্জায় মাথা 
এমতাবস্থায় আমার আশা ও বিশ্বাস যে, আমার আবেদন গৃহীত হবে। 
পক্ষান্তরে এও সম্ভব যে, তাঁর (নেককার ব্যক্তির) দৃষ্টি তার উত্তম আমলের ও 
আখলাকের ওপর পড়বে এবং এটাই তীর দু'আ কবুল হবার পথে বাধা হয়ে 
দীড়াবে। অতএব, হে আমার নফুস! আমার মন একেবারে ভেঙে গুঁড়িয়ে দিও 
না। সে ভো আগে থেকেই ভেঙে-চুরে একাকার হয়ে আছে। আমি আমার 
আচরণ সম্পর্কে জানি, আর তা হ'ল শিষ্টাচার (আদব), বিনয়, অতঃপর 
এআ 'য়দু'ল-খাতি 'র, ওয় খণ্ড, ৬৩৯-৪০ পৃ.। 


‘আল্লামা ইব্‌ন জওষী রে) ২৫১ 


নিজের দোষ-ক্রুটির মৌখিক স্বীকৃতি । যে বন্ধু আমি চেয়েছি আমি তার ভীষণ 
মুখাপেক্ষী এবং ধার কাছে চেয়েছি তাঁর অনুগ্রহ অপরিসীম । আর এসব বস্তু 
উক্ত বুযুর্গ সাধকের অর্জিত নয় যে, আল্লাহ তার "ইবাদতে বরকত দেবেন। 
আমার স্বীকৃতিটাই তো বিরাট কাজের জিনিস ৷ 
তিনি অন্যত্র লিখছেন ৪ 

একবার আমি একটি ব্যাপারে- যা ছিল শরীয়তের দৃষ্টিতে মাকরূহ- 
দ্বিধা-দ্বন্দের মধ্যে ছিলাম । আমার নফ্স আমার সামনে এর ভিন্নতর ব্যাখ্যা 
পেশ করছিল এবং তার মাকরূহ হবার বিষয়টিকে আমার দৃষ্টি থেকে সরিয়ে 
দিচ্ছিল। আসলে এ ভিন্নতর ব্যাখ্যা ছিল বিকৃত ও ভ্রান্ত এবং জিনিসটি 
মাকরূহ হবার পেছনে প্রকাশ্য ও সুস্পষ্ট দলীল বর্তমান ছিল। আমি আল্লাহ্‌র 
দিকে রুজু করলাম এবং দুআ করলাম, হে আল্লাহ! আমার এই দ্িধান্বিত 
মানসিকতা দূর করে দাও । আমি কুরআন মজীদ তিলাওয়াত শুরু করলাম । 
তিলাওয়াতের ধারাবাহিকতায় সূরা ইউসূফ শুরু হতে যাচ্ছিল। আমি সেখান 
থেকেই শুরু করলাম । আমার মনের ওপর আগের ধারণাই বিরাজ করছিল ৷ 
আমি জানতেই পারিনি যে, আমি কি পড়ছিলাম । যখন এই আয়াতে গিয়ে 
পৌছুলাম (9985 ১:15) 2 411 345 0008, তখন আমি চমকে উঠলাম ৷ 
আমার মনে হল, আমিই যেন এই আয়াতের লক্ষ্য । তৎক্ষণাৎই আমি সন্বিত 
ফিরে পেলাম। চোখ থেকে অন্যমনক্ষতার পর্দা দূরীভূত হ'ল । আমি আমার 
নফসকে বললাম, “তুমি কি লক্ষ্য করেছ, হযরত ইউসুফ (‘আ) ছিলেন মুক্ত ও 
আযাদ । তাকে জৌর-যবরদস্তি করে এবং অন্যায়ভাবে গোলাম বানিয়ে বিক্রি 
করা হয়েছিল । এতদৃসত্তেও তিনি সেই ব্যক্তির অধিকারের প্রতি যিনি তাঁকে 
কিনে নিয়েছিলেন, সম্মান প্রদর্শন করেছিলেন এবং অকপটে তাঁর সদাচরণের 
স্বীকৃতিও দিয়েছিলেন। তিনি (হযরত ইউসুফ) তাকে ‘প্রভু’ সম্বোধন 
করেছিলেন, অথচ সেও ছিল গোলাম ৷ আল্লাহ্‌ ছাড়া তার কোন প্রভু ছিল না। 
প্রকৃতপক্ষে তাঁর প্রতি কৃত অনুগ্রহের কারণে কৃতজ্ঞতাস্বরূপই তিনি তাকে 
(মনিবকে) উপরিউক্ত সম্বোধন করেছিলেন এবং বলেছিলেন, (155 ১০০১1 
তিনি (ইউসূফের মনিব) আমাকে যত্নের সঙ্গে আশ্রয় দিয়েছিলেন । এখন একটু 
নিজের সম্পর্কে ভেবে দেখ! তুমি প্রকৃতই এমন একজন প্রভুর গোলাম যিনি 
তোমাকে তোমার অস্তিত্বের সুচনা থেকে তোমার প্রতি অনুগ্রহ দেখিয়ে 
আসছেন এবং এতবার তোমার গোপনীয়তা রক্ষা করেছেন যার কোন 


১. সায়দু'ল-খাতি 'র () 03! ১৯০), ১৫৭--৫৮, গৃত। 


২৫২ সংগ্রামী সাধকদের ইতিহাস 


সীমা-সংখ্যা নেই। তিনি তোমাকে প্রতিপালন করেছেন, শিখিয়েছেন, 
পড়িয়েছেন, রূষী দিয়েছেন, হেফাজত করেছেন, কল্যাণের উপকরণ সরবরাহ 
করেছেন,সর্বোস্তম পথে দাড় করিয়েছেন, প্রতিটি প্রতারণা ও শক্রতার হাত 
থেকে বাঁচিয়েছেন, উত্তম বাহ্যিক সৌন্দর্য প্রদানের সঙ্গে অভ্যন্তরীণ মেধা ও 
স্বভাবজাত প্রতিভা দান করেছেন, জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন শাখা তোমার জন্য 
সহজ করে দিয়েছেন, এমন কি স্বল্পতম সময়ে তুমি সেই সব ‘ইল্ম (জ্ঞান) 
লাভ করেছ, যা অন্যেরা দীর্ঘদিনেও লাভ করতে পারেনি । তিনি তোমার মুখে, 
তোমার ভাষায় জ্ঞান-বিজ্ঞানকে সহজ ও সাবলীল করে দিয়েছেন এবং অলঙ্কার 
ও ছন্দ প্রকরণের সঙ্গে সে সবের ব্যাখ্যা করবার শক্তি দান করেছেন। তিনি 
গোটা সৃষ্টি জগতের কাছে তোমার দোষ-ক্রুটি প্রচ্ছন্ন রেখেছেন। তোমার সঙ্গে 
তার কায়-কারবার ভাল ধারণার ওপরই প্রতিষ্ঠিত রয়েছে। কোনরূপ 
পৌছে দিয়েছেন, তোমাকে তিনি কারোর অনুগ্হ-প্রত্যাশী বানান নি। আল্লাহ্‌র 
কসম করে বলছি, আমার উপলন্ধিতেই আসে না, তীর অনুগ্রহের কোন দিকটি 
নিয়ে আলোচনা করব $ আমাকে প্রদত্ত সুন্দর খুখাকৃতির, অঙ্গ-প্রত্যঙ্গের, 
নমনীয়তা ও পবিত্রতার, হীনতা ও নীচতা থেকে মুক্ত থাকার, শৈশব থেকেই 
সৌজা-সরল ও মধ্যম পথে চলার তওফীক দানের, নির্লজ্জতা ও পদশ্থলন 
থেকে হেফাজতের, আল্লাহপ্রদত্ত গ্রন্থ ও সুন্নাহ্‌ অনুসরণের শক্তিদানের, অন্ধ ও 
জড় অনুকরণ থেকে মুক্তির অথবা বিদ‘আতী লোকের অনুসরণ থেকে রক্ষা 
পাবার? কোন্টা রেখে কোন্টার কথা বলব? কোন্‌ অনুগহের কৃতজ্ঞতা স্বীকার 
করব? (১১১০৯ 411 £5১১1১ 515 (যদি তোমরা আন্লাহপ্রদত্ত নে'মত 
গণনা করতে চাও--_তাহর্লে তা গণনা করতে পারবে না)। কত দুশমন 
তোমাকে ধরবার জন্য জাল বিছিয়েছে, আল্লাহ্‌ পাক তার হাত থেকে তোমাকে 
বাঁচিয়েছেন। তোমার কত বিরোধী তোমাকে অবনমিত করতে চেয়েছে, 
আল্লাহ তোমার অস্তিক্ষ উন্নত রেখেছেন। কত নে"মত থেকে অন্যরা বঞ্চিত 
রয়েছে, অথচ তোমাকে সে সব নে“মত দ্বারা প্রাচূর্যমণ্ডিত করা হয়েছে। দুনিয়া 
থেকে কত মানুষই না ব্যর্থ-মনোরথ হয়ে বিদায় নিয়েছে, অথচ তুমি এখানে 
সাফল্যের অধিকারী । এমনভাবে তোমার দিন অতিবাহিত হচ্ছে যে, তোমার 
শরীর সহি-সালামত, তোমাদের দীন ও ধর্ম নিরাপদ, তোমার জ্ঞান (ইলম) 
ক্রমবর্ধমান এবং তোমার অন্তরের বাসনা পূর্ণতাপ্রাপ্ত। যদি কোন উদ্দেশ্য 


‘আল্লামা ইব্‌ন জওযী রে) ২৫৩ 


বাস্তবায়িত না হয় তাহলে তীর পক্ষ থেকে তোমার ধৈর্য ধারণের উপায় করে 
দেওয়া হয়। ফলে তুমি জানতে পার, উক্ত উদ্দেশ্য পূরণ না হবার মধ্যে 
যে, এটাই তোমার পক্ষে ভাল ছিল। বিগত দিনগুলোতে আমি যে সব অনুগ্রহ 
পেয়ে ধন্য হয়েছিলাম, সে সব যদি আমি গণনা করতে শুরু করি, তাহলে 
পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখে শেষ করা যাবে না। আর ভুমি জান যে, যেসব 
অনুগ্রহের কথা আমি উল্লেখ করিনি সেগুলো উল্লিখিত অনুগ্রহের চেয়ে অনেক 
বেশি। সেগুলোর দিকে আমি কেবল ইঙ্গিত করেছি। এ সবের সঙ্গে তোমার 
এমন কর্ম কি করে শোভা পায় যা তীর মর্জির খেলাফ? :5, 55141 3.০ 
3৮ EY ail slp ai (আমি আল্লাহ্র শরণ নিচ্ছি, তিনি আমার 
প্রভু, তিনি আমাকে সশ্মানজনকভাবে থাকতে দিয়েছেন; সীমা লঙ্ঘনকারিগণ 
সফলকাম হয় না)। ৯ 


অন্যত্ৰ লিখেছেন ৪ 
একবার আমি এমন একটি মসলার ওপর আমল করলাম, যা কতক মযহাবে 
অনুমোদিত থাকলেও অন্যান্য মযহাবে জায়েয ছিল না। এর ওপর আমল 
করবার কারণে আমি আমার অন্তরে বিরাট আঘাত অনুভব করলাম ৷ মনে 
হ'ল, আমি যেন স্রষ্টার দরবার থেকে বিতাড়িত এবং তীর ক্রোধের পাত্রে 
পরিণত হলাম। আমি আমার ভেতর কিঞ্চিৎ বঞ্চনা ও গাঢ় অন্ধকার অনুভব 
করলাম। আমার নফ্স আমাকে বলল ঃ কী ব্যাপার! তুমি তো ফকশীহদের 
গণ্তী অতিক্রম কর নি। আমি বললাম £ হে আমার মন্দ নফ্স! তোমার প্রশ্নের 
উত্তর দু'ভাবে দেওয়া যেতে পারে। প্রথমত, তুমি তোমার নিজের 'আকীদা- 
বিশ্বাসের বিরুদ্ধে ভিন্নতর ব্যাখ্যার আশ্রয় নিলে! যদি স্বয়ং তোমার নিকট এ 
বিষয়ে ফতওয়া চাওয়া হ'ত তাহলে তুমি কখনও এ ফতওয়া দিতে না। সে 
বলল : আমি যদি তা জায়েয বলে স্বীকারই না করতাম তাহলে তা করতামই 
বা কেন? আমি বললাম : ভূমি তোমার এই ধারণা অন্যের জন্যও ফতওয়া 
হিসাবে পছন্দ করতে না। দ্বিতীয়ত, তোমার অন্ধকারের এই অনুভূতির 
ব্যাপারে খুশি হওয়ার দরকার এজন্য যে, যদি তোমার অন্তরে (সত্যের) নূর না 
থাকত তাহলে তোমার ওপর এর আছরই (প্রতিক্রিয়া) পড়ত না। সে বলল: 
সে যা-ই হোক, আমি সেই অন্ধকারের ভয়ে ভীত যা বারবার ঘুরে ফিরে 


১. SEL ১০০০ ২৮৩৮৫ পৃ. | 


২৫৪ সংগ্রামী সাধকদের ইতিহাস 


আসে । আমি বললাম: এরপর তুমি সে কাজ ছেড়ে দেবার সংকল্প গ্রহণ কর 
এবং ধরে নাও যে, তুমি যা ছেড়ে দিয়েছ তা সর্বসম্মতভাবে জায়েয, 
এতদৃসত্বেও তাক'ওয়া ও পরহ্যেগারীর কারণে তা ছেড়ে দেবার ওয়াদা কর। 
অনন্তর এই পথ অবলম্বনের মাধ্যমে সে (নফ্স) মানসিক দ্বন্দের হাত থেকে 
মুক্তি পেল।৯ 


প্রাচীন বুযুর্ণদের (সল্ফ-ই-সালিহীন) জীবনী অধ্যয়নের আবশ্যকতা 
সুহাদ্দিছ ও ফকশীহ হওয়া সত্বেও তিনি এই বাস্তব সত্য সম্পর্কে বেখবর 
ছিলেন না যে, আত্মার (কল্ব-এর) সংস্কার ও সংশোধন এবং (সত্যের প্রতি) 
প্রেরণা ও আগ্রহ সৃষ্টি করবার জন্য প্রভাবমণ্ডিত ঘটনা ও প্রাচীন বুষুর্গদের জীবনী 
অধ্যয়ন করা অপরিহার্য ৷ ‘তালবীসে ইবলীস' ও “স"য়দু'ল-খাতি 'র' এই উভয় 
গ্রন্থেই তিনি ফবশিহ, মুহাদ্দিছ, ছাত্র-ছাত্রী ও “আলিম-“উলামাকে এই পরামর্শ 
দিয়েছেন এবং এ ব্যাপারে নিজের অভিজ্ঞতা বর্ণনা করেছেন। “সপয়দু'ল-খাতি "রা- 
এর এক স্থানে তিনি লিখেছেন : 
আমি দেখেছি যে, ফিক্‌'হ ও হাদীছ শ্রবণের ভেতর তন্ময়তা ও নিবিষ্ট-চিত্ততা 
আত্মার মধ্যে যোগ্যতা সৃষ্টির ক্ষেত্রে যথেষ্ট নয়। ফিক্‌'হ ও হাদীছ শ্রবণের সঙ্গে 
সঙ্গে গ্রভাবমন্তিত ঘটনাবলী ও সল্ফ-ই-সালিহীনের জীবনী গ্রন্থও অধ্যয়ন 
করতে হবে। কেবল হারাম-হালালের “ইল্ম (জ্ঞান) মনের ভেতর 
ন্নেহ-কোমল ও কান্না-ভারাক্রাত্ত অবস্থার সৃষ্টি করতে পারে না, তা পারে 
একমাত্র প্রভাবমন্তিত হাদীছ, কাহিনী ও প্রাচীন বুযুর্গদের জীবনী গ্রন্থ 
অধ্যয়ন । কেননা কুরআন, হাদীছ ও বর্ণিত কাহিনীর যে মূল উদ্দেশ্য তা 
প্রাচীন বুযুর্গগণ হাসিল করেছিলেন। আল্লাহপ্রদত্ত বিধানের ওপর তাদের যে 
‘আমল তা কাঠামোগত ও বাহ্যিক ছিল না, বরং তীরা এসবের আসল স্বাদ ও 
সার-বন্তু হাসিল করেছিলেন। আর আমি তোমাদের এখন খা বলছি তাও 
বাস্তব অভিজ্ঞতা ও পরীক্ষালন্ধ জ্ঞান থেকেই বলছি। আমি দেখেছি যে, 
সাধারণ মুহাদ্দিছগণ ও হাদীছশাস্ত্রের ছাত্রবৃন্দের গোটা মনোযোগ হাদীছের 
ক্ষেত্রে উচ্চতর সনদ লাভ এবং অধিক সংখ্যক হাদীছ কণ্ঠস্থ করবার দিকেই 
নিবদ্ধ থাকে। ঠিক তেমনি সাধারণ ফবশিহদের তামাম মনোনিবেশ তর্ক- 
বিতর্ক, আলোচনা-সমালোচনা এবং প্রতিপক্ষকে কিভাবে ঘায়েল ও পরাভূত 
করা যাবে সে ধরনের "ইল্ম-এর প্রতিই থাকে । অতএব, এ ধরনের আচরণ 
১. স'য়দু'ল-খাতি রি, ২৮৩-৮৫ পৃ. । 


‘আল্লামা ইবন জওযী (র) ২৫৫ 


দ্বারা অন্তর মানসে কি করে কোমল ও কান্নাভারাক্রান্ত অবস্থা সৃষ্টি হতে পারে? 
প্রাচীন বুযুর্গদের একটি দল নেক্‌কার ও বুযুর্গ ব্যক্তিদের আচরণ ও কর্মপদ্ধতি 
হল্ম শিখবার জন্য নয়। কেননা তাদের আচার-আচরণ ও কর্মপদ্ধতিই 
তাদের জ্ঞানের প্রকৃত ফসল ছিল। এই রহস্যটি বেশ ভালভাবে অনুধাবনের 
চেষ্টা কর এবং হাদীছ শিক্ষার সাথে সাথে সল্ফ-ই-সালিহীন ও মুসলিম ফকশীহ 
ও উম্মাহর যাহিদ (আধ্যাত্মিক সাধক)-দের জীবন-চরিতও অধ্যয়ন কর যাতে 
এর দ্বারা তোমার অস্তঃকরণে কোমল ও দ্রবীভূত অবস্থা সৃষ্টি হয়।১ 


মুসলিম উম্মার নেককার ও সালিহ লোকদের জীবন-চরিত 

ইবনে জওযী রে) এ কারণেই সল্ফ-ই সালিহীন ও উম্মাহর নেককার 
লোকদের অনেকেরই জীবন-চরিত লিখে গেছেন। উদাহরণস্বরূপ, হযরত হাসান 
বসরী, সায়্যিদুনা ওমর ইবৃন ‘আবদুল ‘আযীয, হযরত সুফিয়ান ছওরী, হযরত 
বারিফ কারখী রে)-এর২ নাম উল্লেখ করা যেতে পারে। এঁদের ওপর স্থায়ী 
মালোচনা গ্রন্থ ছাড়াও একটি সামগ্রিক জীবনী-সংকলন “সিফাতু*স-সফওয়া” 
55১! <১)-ও তিনি লেখেন। চার খণ্ডে সমাপ্ত এ গ্রন্থ আসলে আবু ন'ঈম 
স্পাহানীর বিখ্যাত গ্রন্থ “হি'লয়াতু'ল-আওলিয়া”-র মার্জিত ও শোভন সংস্করণ 
কে ইবনে জওষী রে) প্রয়োজনীয় পরিবর্তন ও পরিবর্ধন শেষে সংক্ষিপ্তাকারে 
হাদ্দিছসুলত ও এঁতিহাসিক দৃষ্টিভঙ্গিতে সংকলিত করেছেন। এই সব গ্রন্থে যে 
[ব জীবনী ও ঘটনা এসেছে তা প্রভাবমণ্ডিত ও চিত্ু্রবীভূতকারী হবার সঙ্গে সঙ্গে 
[তিহাসের নিরিখে নির্ভরযোগ্য ও অভিরঞ্জান তথা বাহুল্য বর্ণনা থেকে মুক্ত 


তিহাসের গুরুত্ব 

ইবনে জওযী (র) দীনী “ইল্ম (ধর্মীয় জ্ঞান) তথা ফিক্‌'হ ও হাদীছশান্তরে 
পণ্ডিত হবার সঙ্গে সঙ্গে ইতিহাসশান্ত্েরও একজন বড় প্রবক্তা ও প্রচারক 
₹লেন। তাঁর মতে, ইতিহাস সম্পর্কে অজ্ঞতার কারণেই “উলামাই-কিরাম ও 
কশিহগণ তীদের গ্রন্থে এমন কিছু দুঃখজনক ভুলক্রটি করেছেন যা তাদের ‘ইলমে 
সা'য়দু'ল-খাতি'র, ২য় খণ্ড, ৩০২-৩ পৃ.। 


, তিনি নিজে এ সম্পর্কে তার সাশায়দু'ল-খাতি 'র গ্রন্থে আলোচনা করেছেন, ১ম খণ্ড দর. ১৩৭, ১৪৪, ১৭৫ 
পৃ ২য় খণ্ড, ৩৬৩ পৃ তয় খণ্ড, ৫৬২ ও ৬০৬ পৃ. । 


২৫৬ সংগ্রামী সাধকদের ইতিহাস 


ও পদমর্যাদার অনুকূলে মোটেই যায়নি। এজন্য তিনি শিক্ষার্থীদের পরামর্শ 
দিচ্ছেন, তারা যেন সকল বিষয়ে মোটামুটি অবহিত থাকে, বিশেষ করে 
ইতিহাসে যেন এতটা জ্ঞান অর্জন করে যাতে তারা এমন কোন বড় ধরনের 
এতিহাসিক ভুল না করে বসে যা তাদের অপমানের কারণ হয়। “সণয়দু'ল- 
খাতি'র'-এ তিনি লিখছেন: 


ফকশিহ্র উচিত প্রতিটি বিষয়ের প্রয়োজনীয় অংশ সম্পর্কে ওয়াকিফহাল থাকা । 
ইতিহাস, হাদীছশান্্, অভিধান তথা যে কোন বিষয় সম্পর্কেই ফকশীহুর দরকারী 
জ্ঞান থাকতে হবে। আর তা এজন্য যে, ফিক্‌“হশান্ত্র তার পরিপূর্ণতার জন্য 
জ্ঞান-বিজ্ঞানের প্রতিটি শাখার মুখাপেক্ষী । কোন কোন ফকশিহকে আমি বলতে 
শুনেছি, ‘শায়খ শিবলী (র) ও কাযী শরীফ এক মজলিসে একত্র হয়েছেন” । এ 
কথা শুনে আমি অবাক হই এজন্য যে, উল্লিখিত দু'জন বুযুর্ণের মধ্যকার 
ব্যবধানটুকু পর্যন্ত এ ফকসিহদের জানা নেই। এ কথা জানা থাকলে তারা 
বুঝতে পারতেন যে, এমতাবস্থায় উভয়ের পারস্পরিক সাক্ষাত লাভ আদৌ 
সম্ভব নয়। একবার একজন “আলিম কোন এক বিতর্ক চলাকালে বলেন যে, 
হযরত ‘আলী রো) ও সায়্যিদা ফাতিমা (রা)-এর ভেতর মৃত্যু পরবর্তীতেও) 
স্বামী-স্ত্রীর সম্পর্ক ছিন্ন হয় নাই৷ কেননা হযরত ‘আলী হযরত সায়্যিদা ফাতিমা 
(রা)-কে গোসল দিয়েছিলেন । আমি তাকে বললাম £ আল্লাহ আপনার মঙ্গল 
করুন! (আপনি যা বললেন তা যদি সত্যি হয়) তাহলে হুধরত “আলী (রা) 
হযরত ফাতিমা (রা)-এর ইনতিকাল-পরবতীতে তীর বোন-ঝি উমামা বিনতে 
যয়নব (রা)-কে কিভাবে বিয়ে করলেন? ইমাম গাযালী রে)-এর 
ইহ য়াউ'ল-‘উলুম গ্রন্থেও আমি এ ধরনের এঁতিহাসিক ভূলভ্রান্তি লক্ষ্য করেছি 
আমি বিস্মিত হয়েছি, তিনি কিভাবে বিভিন্ন ঘটনা ও ইতিহাসকে এক সঙ্গে 
মিশিয়ে ফেললেন! আমি সে সব এঁতিহাসিক ভ্রান্তিগুলোকে একটি গ্রন্থে 
সন্নিবেশিত করেছি। তিনি তার গ্রন্থ “মুস্তাজহিরী”-তেও এ জাতীয় ভুল 
করেছেন গ্রন্থটি তিনি খলীফা যুস্তাজহির বিল্লাহ্‌র খিদমতে পেশ করেছিলেন। 
এতে তিনি বলেছিলেন যে, খলীফা সুলায়মান ইবনে ‘আবদুল মালিক সুফী 
আবূ হাযেমকে বলে পাঠান যে, তিনি যেন তীর নাশতার কিছু অংশ তাবাররুক 
হিসাবে পাঠিয়ে দেন। তিনি খলীফাকে কিছু গমের তপ্ত ভুসি পাঠান। 
সুলায়মান এর দ্বারা নাশতা করেন। অতঃপর তিনি তীর স্ত্রীর সঙ্গে মিলিত হন 
এবং এই মিলনের ফসল হিসাবে ‘আবদুল ‘আযীয জন্মগ্রহণ করেন। প্রকৃতপদে 
‘আবদুল ‘আযীযের ঘরেই ওমর ইব্‌ন ‘আবদুল ‘আযীয জন্মগ্রহণ করেন। 


‘আল্লামা ইবৃন জওষী রে) ২৫৭ 


ইব্ন ‘আবদুল ‘আযীয (র)-কে সুলায়মান ইব্‌নে ‘আবদুল মালিকের পৌত্র 
বানিয়েছেন, অথচ তিনি তীর পিত্ব্য-পুত্র ছিলেন। শায়খ আবুল মা“আলী 
লিখেছেন $ বাতেনী সূফীদের একটি দল বর্ণনা করেছেন যে, হাল্লাজ, জনাবী 
কারামতী ও ইবনু'ল-মিকনা' রাষ্ট্রবিরোধী ও ধ্বংসাত্মক কার্যকলাপের মাধ্যমে 
বিপ্লব সংগঠনের প্রয়াস চালায় এবং জনসাধারণকে তাদের দলে টানবার চেষ্টা 
করে। তারা এক একজন এক একটি দেশের দায়িত্ব গ্রহণ করে। জনাবী 
ইহসাতে ও ইবনু'ল-মিকনা' তুকিস্তান সীমান্তে বসতি স্থাপন করে এবং হাল্লাজ 
বাগদাদকে তার বিপ্লবের খাঁটি হিসাবে বেছে নেয় । এতে প্রথমোক্ত দু'জন 
তাদের শেষোক্ত সাথী সম্পর্কে ফয়সালা শুনিয়ে দেয় যে, সে উদ্দেশ্য হাসিলে 
ব্যর্থ হবে এবং শেষ পর্যন্ত ধ্বংস হবে৷ কেননা বাগদাদের লোকেরা প্রতারিত 
হয় না। তারা বুদ্ধিমান এবং লোক সম্পর্কে তাদের জ্ঞান খুবই প্রখর । আমি 
বলি, এটা উক্ত বর্ণনাকারীর একটি মারাত্মক ভুল! কেননা হাল্লাজ ইবনু'ল- 
মিকনা'র যুগই পাননি ইবনু'ল-মিকনা'কে হত্যার নির্দেশ দিয়েছিলেন খলীফা 
মনসুর, আর এ ঘটনা ১৪৪ হিজরীর । আর আবু সাঈদ আল-জনাবীর 
আবির্ভাব ঘটেছে ২৮৬ হিজরীতে এবং হাল্লাজ নিহত হয়েছেন ৩০৯ 
হিজরীতে । এতে দেখা যায় যে, কারামতী ও হাল্লাজের যুগ অনেকটা 
কাছাকাছি। ইবু*ল-মিকনা'র যুগ তো বহু পূর্বের । অতএব, তার পক্ষে বাকী 
দু'জনের সঙ্গে মিলিত হয়ে ষড়যন্ত্রে অংশ গ্রহণ করার কোন প্রশ্নই ওঠে না। 
এর থেকে আমরা জানতে পারলাম যে, প্রত্যেক জ্ঞানী ব্যক্তিরই উচিত, 
জ্ঞান-বিজ্ঞানের অন্যান্য শাখা সম্পর্কেও কিছু কিছু পড়াশুনা করা৷ কেননা 
জ্ঞান-বিজ্ঞানের যে কোন শাখাই অপর শাখার সঙ্গে ওতপ্রোতভাবে সম্পর্কিত । 
একজন মুহাদ্দিছের জন্য এটা কতখানি দোষের যে, কোন ঘটনা সম্পর্কে ভার 
নিকট ফতওয়া চাওয়া হলে তিনি তার জওয়াব দিতে পারেন না! এর কারণ 
নিশ্চয়ই এই যে, তিনি ৬৬ » 4১৮ জমা করতেই রাতদিন মশগুল, 
মসলা-মাসাইল ও খুঁটিনাটি ‘ইলমের প্রতি দৃষ্টি নিবদ্ধ করার ফুরসৎই তার 
নেই। ঠিক তেমনি একজ ফকশীহ্র জন্য কতখানি অসমীচীন যে, তার নিকট 
একটি হাদীছের মর্মার্থ জিজ্ঞাসা করা হবে আর তিনি সে সম্পর্কে একেবারে 
অজ্ঞ থাকবেন। আল্লাহ্‌র নিকট দু'আ করি, তিনি যেন আমাকে বুলন্দ হিম্মত 
দান করেন যাতে আমি হীনমন্যতা ও ভীরুতাকে বরদাশত না করি ।১ 
১. সা'য়দু'ল-খাতি 'র, তয় খণ্ড, ৬০৪-৬ পৃ. । 


সশ্্রামী সাধক-(১ম)-১৭ 


২৫৮ সং্্রামী সাধকদের ইতিহাস 


এতিহাসিক রচনাবলী 

তিনি কেবল এই সমালোচনা ও পরামর্শ দানের মধ্যেই নিজের প্রয়াসকে 
সীমাবদ্ধ রাখেননি, বরং ৮51৬ 4541 8১০ ৮৪৮-০৭। নামক দশ খণ্ডে সমাপ্ত 
একটি বিরাট জীবনী গ্রন্থও প্রণয়ন করেন যার বিস্তৃতি ইসলামের প্রাথমিক যুগ 
থেকে শুরু করে ৫৭৪ হিজরী পর্যন্ত গ্রন্থকার প্রথমে সন উল্লেখ করেছেন, এরপর 
উক্ত সনের গুরুত্বপূর্ণ ঘটনাসমূহ বর্ণনা করেছেন, অতঃপর উক্ত সনে যে সব 
বিশিষ্ট ও উল্লেখযোগ্য ব্যক্তির ইনতিকাল হয়েছে তাদের জীবনী আলোচনা 
করেছেন। এভাবে এই গ্রন্থ জীবনী ও আলোচনার এক সামগ্রিক ইতিহাসে পরিণত 
হয়েছে।১ | 

তীর ১29 82১04 ০৬৮০ ০৪ 5331 44! ₹৯৪ ০415 নামক গ্রন্থটি একটি 
সংক্ষিপ্ত এতিহাসিক স্মারকলিপি হিসাবে খ্যাত । এর ভেতর এঁতিহাসিক তথ্যাবলীর 
অপূর্ব সমাবেশ ঘটেছে। ২ 


সম্বোধন, সম্ভাষণ ও বাগ্মিতা 

“আল্লামা ইবনে জওযী (রা)-এর বাকপটুতা, ভাষার অলংকরণ ও প্রখর 
বাগ্যিতার ব্যাপারে এঁতিহাসিকদের মধ্যে কোন প্রকার দ্বিমত নেই। তীর ওয়াজ- 
মাহফিলের জনপ্রিয়তা এবং তাতে লোকের প্রচণ্ড ভীড় হবার এটা ছিল অন্যতম 
প্রধান কারণ। ,১৷৷ ১. নামক গ্রন্থে তিনি তীর মানসিক ছন্দের কথা তুলে 
ধরেছেন। তিনি উল্লেখ করেছেন যে, তীর নফৃস তাঁকে উদ্ধুদ্ধ করতে চেষ্টা 
করেছিল যেন তিনি শব্দের দিকে মোটেই মনোযোগ না দেন! তার মতে, ভাষার 
অলংকরণ, বাকপটুতা ও বাগ্মিতা সবই কৃত্রিম ও লৌকিক। কিন্তু তিনি জ্ঞান ও 
বুদ্ধিমত্তার সাহায্যে এ ধারণার নিরসন ঘটান এবং নফ্সকে এই বলে বোঝান যে, 
উত্তম বাক-নৈপুণ্য আল্লাহ্প্রদত্ত প্রতিভা, যোগ্যতা ও হাতিয়ার বিশেষ । ইসলামের 
' দাওয়াত ও তবলীগের ক্ষেত্রে এর সাহায্য অবশ্যই গ্রহণ করতে হবে। একে 
অসম্মান করা ঠিক হবে না। এ ধারণাও তীর মনে কয়েকবার উদিত হয় যে, তিনি 
যেন বক্তৃতা দান এবং দা'ওয়াত ও তবলীগের কাজ ছেড়ে দিয়ে শুধু যুহ্দের জন্য 
লোক সংস্রববর্জিত ঝামেলামুক্ত জীবন অবলম্বন করেন। কিন্তু তিনি দলীল-প্রমাণ 
দ্বারা ও নফসের সঙ্গে বিস্তারিত-আলোচনা ও তর্কবিতর্ক করে এ ধারণার 


১. এই গ্রন্থের শেষ পাচ খণ্ড দাইরাতু'ল-মা“আরিফ, হায়দরাবাদ থেকে হয়েছে। 
২. ভারতে মওলভী সায়্যিদ মুহাম্মদ ইউসুফ টুংকী মরহুম-এর ব্যবস্থাপনার প্রকাশিত হয়েছে। 


‘আল্লামা ইবৃন জওষী রে) ২৫৯ 


অপনোদন ঘটান এবং নফ্সকে স্বীকার করতে বাধ্য করেন যে, এমত ধারণা 
শয়তান কর্তৃক নিক্ষিপ্ত । শয়তান এ দৃশ্য দেখতে পারে না যে, হাযার হাযার মানুষ 
তার ভ্রান্তিজাল ছিন্ন করে হিদায়াতের রাস্তা এখতিয়ার করুক ৷ আহিয়ায়ে কিরাম 
(“আ)-এর রাস্তাই ছিল দাওয়াত ও তবলীগের রাস্তা, অথচ তীদের জীবনই ছিল 
সর্বাধিক জনসমাবেশপূর্ণ ও লোক সংগ্রবযুক্ত। এ ক্ষেত্রে নফ্স যে চৌর্যবৃত্তির 
আশ্রয় নিচ্ছে তা’ হল এই যে, সে বেকার ও ঝঞ্চাটমুক্ত জীবন পছন্দ করে এবং 
সাধনামুখর ও সংগ্রামী জীবন থেকে পালিয়ে বেড়ায়। দ্বিতীয়ত, তার ভেতর 
পদমর্যাদার প্রতি লোভ ও জীকজমকপ্রিয়তা বাসা বেঁধে রয়েছে এবং এর মাধ্যমেই 
সে তা হাসিল করতে চায়। কেননা নিঃসঙ্গতা, নির্জনতা অবলম্বন, যুহদ ও লোক 
সংস্বমুক্ত জীবন জনসাধারণের নিকট অধিক আকর্ষণীয় এবং তাদের মনোযোগ 
আকৃষ্ট করবার উৎকৃষ্ট পন্থা । 

. মোট কথা, শয়তান তাকে জনকল্যাণ ও সাধারণ্যে দা'ওয়াতের কাজ থেকে 
বিরত রাখতে পারেনি। তিনি তার গোটা মেধাগত যোগ্যতা ও আল্লাহপ্রদ্ত 
শক্তিকে অর্ধশতাব্দীরও অধিক কাল ধরে পরিপূর্ণ নিবিষ্টচিত্ততা ও একাগ্রতার সাথে 
সংস্কার ও জনকল্যাণমূলক কাজে নিয়োজিত রাখেন। 


ওফাত 

৫৯৭ হিজরীর জুমু'আর রাত্রে আল্লাহ্‌র এই দা'ঈ ইনতিকাল করেন। তাঁর 
ইন্তিকালের সংবাদ প্রচারিত হওয়ার সাথে সাথে বিলাপ ও কান্নায় গোটা বাগদাদ 
ভেঙে পড়ে এবং দোকান-পাট বন্ধ হয়ে যায়। জামে মনসূরাতে তার সালাত-ই 
জানাযা অনুষ্ঠিত হয়। ব্যাপক ও বিপুল জনসমাগমের কারণে বিরাট বিস্তৃত 
মসজিদেও তিল ধারণের জায়গা ছিল না। ফলে স্থান সংকুলানের সমস্যা দেখা 
দেয়। বাগদাদের ইতিহাসে এ ছিল এক স্মরণীয় দিন। চতুর্দিক থেকেই স্পষ্ট 
বিলাপ ও কান্নার আওয়াজ ভেসে আসছিল। সবাই ছিল শোকাভিভূত। ভার প্রতি 
মানুষের টান এত নিবিড় ও ঘনিষ্ঠ ছিল যে, তারা গোটা রমযান মাসব্যাপী 
রাত-দিনের সমস্ত সময়টাই তার কবর পাশে কাটিয়ে দেয় এবং কুরআন খতম 
করে। 


একাদশ অধ্যায় 


নুরুদ্দীন যঙ্গী ও সালাহউদ্দীন আয়্যুবী 


ক্রুসেড যুদ্ধ ৪ মুসলিম জাহানের ওপর নয়া দুর্যোগ | 

একদিকে মুসলিম রাষ্ট্রের রাজধানীতে পূর্ণ শক্তিতে গ্রন্থ রচনা ও শিক্ষা 
দানমূলক কাজ এগিয়ে চলছিল এবং কতক মহান ব্যক্তিত্ব সংস্কার ও প্রশিক্ষণমূলক 
কর্মে ব্যাপৃত ছিলেন; অপরদিকে গোটা মুসলিম জাহানের ভাগ্যাকাশে দুর্যোগের 
কাল মেঘ ঘনীভূত হচ্ছিল। মুসলমানদের অস্তিত্বই শুধু নয়, ইসলামের অস্তিত্ও 
ছিল মারাত্মক হুমকির সম্মুখীন । খৃষ্টান যুরোপ শতাব্দীকাল থেকে ইসলামের প্রতি 
শত্ৰুতা পোষণ করে আসছিল। কেননা মুসলমানরা তাদের গোটা প্রাচ্য সাম্রাজ্যের 
ওপর কজা জমিয়ে বসেছিল। তাদের পবিত্র স্থানগুলো, এমন কি স্বয়ং মসীহ 
€আ)-এর জনাস্থানও মুসলমানদের নিয়ন্ত্রণ ও অভিভাবকত্বে এসে গিয়েছিল । 
যুরোপকে উত্তেজিত করতে এবং তাদের প্রতিশোধস্পৃহা উদ্দীপ্ত করতে এগুলোই 
ছিল যথেষ্ট । কিন্তু শক্তিশালী মুসলিম সাম্রাজ্যের উপস্থিতিতে ও প্রতিবেশী খৃষ্টান 
র্াজ্যগুলোর ওপর উপর্যুপরি অথাভিযানের কারণে তাদের এ সাহস হত না যে, 
তারা সিরিয়া, ফিলিস্তীন কিংবা কোন মুসলিম রাষ্ট্রের দিকে চোখ উচিয়ে চাইবে । 
সালজুক সাম্রাজ্যের পতন ও মুসলিম সাম্রাজ্যের উত্তর সীমান্তের দুর্বলতার কারণে 
যুরোপবাসীদের মনে একবার নিজেদের ভাগ্য পরীক্ষার খেয়াল জাগে । ঠিক সে 
মুহূর্তে সাধু পিটারের বেশে তারা এমন একজন বাপী ও ধর্মীয় নেতা পেয়ে যায়, 
যেন তার অগ্নি উদ্গীরণকারী জ্বালাময়ী বক্তৃতা দ্বারা সারা খৃষ্টান জগতে আগুন 
ধরিয়ে দেয়। যুরোপ মহাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত ধর্মীয় 
উদ্দীপনার এক স্রোত বয়ে যায়। এ ছাড়া তখন আরও কিছু রাজনৈতিক ও 
সামাজিক কারণ ছিল যা খৃষ্টানদের মনে বিস্তৃত ও উর্বর মুসলিম বিশ্বের ওপর 
হামলা পরিচালনা এবং ক্রুসেড যুদ্ধের প্রতি ধর্মীয় ও পার্থিব আকর্ষণ ও 
অনুপ্রেরণার সৃষ্টি করে! ১ 

যা-ই হোক, ৪৯০ হিজরীতে ক্রুসেডারদের প্রথম বাহিনী সিরিয়ার দিকে 
অগ্রসর হয় এবং দু'বছরের মধ্যেই তারা আর-রিহা (এডেসা), আত্তাকিয়া 
(এন্টিয়ক)-সহ বড় বড় শহর, বহু দুর্গ ও হলব (আলেপ্পো) দখল করে নেয়। ৪৯২ 
হিজরী মুতাবিক ১০৯৯ “ঈসায়ীতে ক্রুসেডাররা জেরুযালেম (বায়তু'ল-সুকাদ্দাস) 
১, বিস্তারিত জানতে দ্র. ইনসাইক্লোপেডিয়া ব্রিটানিকা, ৬ষ্ট খণ্ড, (007188055)। 


নূরুদ্দীন যঙ্গী ও সালাহউদ্দীন আয়্যুবী ২৬১ 


জয় করে। কয়েক বছরের মধ্যেই ফিলিস্তীনের বিরাট অংশ অর্থাৎ সিরিয়া 
উপকূলের এনতারতুস, এককা (একর), পূর্ব তারাবলিস (ত্রিপোলী) ও সায়দও 
তাদের নিয়ন্ত্রণে চলে যায় । প্রসিদ্ধ ইংরেজ এঁতিহাসিক স্টানলি লেনপুল-এর মতে, 
ক্রুসেডাররা এসব দেশে এমন সহজে ঢুকে পড়েছিল যেমন সহজে পেরেক ঢুকানো 
হয় পুরনো কাষ্ঠখণ্ডের ভেতর । স্বল্পক্ষণের জন্য এরূপও মনে হচ্ছিল যে, তারা 
মুসলমানকে ধুনিত তুলার মত উড়িয়ে দেবে। ক্রুসেডাররা বায়তু*ল-মুকাদ্দাসে 
প্রবেশের সময় বিজয়ের নেশায় উন্মত্ত হয়ে অসহায় মুসলমানদের সঙ্গে যে আচরণ 
করেছিল তার উল্লেখ একজন দায়িত্বশীল খৃষ্টান এঁতিহাসিক নিন্নোক্তভাবে 
করেছেন: 
বায়তু'ল-সুকাদ্দাসে বিজয়ী বেশে প্রবেশ করার পর ক্রুসেড যোদ্ধারা এভাবে 
ব্যাপক হত্যাকাণ্ড চালিয়েছিল যে, যেসব ক্রুসেড যোদ্ধা ঘোড়ায় চড়ে 
মসজিদ-ই-“ওমর (রা) গিয়েছিল তাদের ঘোড়ার হাটু পর্যন্ত রক্তের বন্যায় 
ডুবে গিয়েছিল । বাচ্চা শিশুদেরকে ঠ্যাং ধরে দেওয়াল গাত্রে আছড়ে মারা হয় 
অথবা প্রাচীরের ওপর থেকে চক্রাকারে বাইরে নিক্ষেপ করা হয় । ইয়াহুদীদের 
তাদের উপাসনালয়ের ভেতরেই জীবন্ত দগ্ধ করা হয়। 
দ্বিতীয় দিন জ্ঞাতসারে সম্পূর্ণ ঠাণ্ডা মস্তিষ্কে এর চেয়েও ভয়াবহ ও হৃৎকম্প 
সৃষ্টিকারী নির্যাতনের পুনরাবৃত্তি ঘটানো হয় । ট্যাংকার্ড তিন শ' বন্দীর জীবনের 
নিরাপত্তা দানের জামানত দিয়েছিল । ক্রুসেডাররা চিৎকার করতে করতে 
অগ্রসর হয় এবং তাদের সবাইকে বাইরে টেনে বের করে নিমর্মভাবে হত্যা 
করে। অতঃপর ব্যাপক গণহত্যা শুরু হয় । নারী-পুরুষ-শিশু সবাইকে হত্যা 
করার পর তাদের দেহ কেটে টুকরো টুকরো করা হয়। নিহত মানুষের লাশ 
এবং সে সব লাশের কর্তিত অঙ্গ-প্রত্যঙ্গের বিরাট স্তুপ জমে ওঠে এখানে 
সেখানে! অবশেষে এই নির্মম গণহত্যার পরিসমাপ্তি ঘটলে শহরের রক্তাগ্ুত 
সড়কগুলো আরব বন্দীদের দিয়েই ধৌত করা হয়।১ 
বারতু'ল-মুকাদ্দাস বিজয় ছিল মুসলিম জাহানের দুর্বলতা ও পতন এবং 
খৃষ্টান বিশ্বের উত্থান ও ক্রমবর্ধমান শক্তির পরিচারক। এ ছিল মুসলিম বিশ্বের 
জন্য একটি মহাবিপদ । সিরিয়া ও ফিলিস্তীনে চারটি স্থায়ী খৃষ্টান রাজ্য (কুদ্‌স, 
আতস্তাকিয়া, ত্রিপোলী ও য়াফা) গড়ে উঠেছিল যা ছিল ইসলামের কেন্দরভুমি 
হিজাষের আযাদী ও সম্মান-সন্ত্রমের প্রতি একটি স্থায়ী হুমকি । খৃষ্টানদের দুঃসাহস 


১. ইনসাইক্লোপেডিয়া ব্রিটানিকা, ৬ষ্ঠ খণ্ড (ক্রুসেড্‌স), ৬২৭ পৃ. ! 


২৬২ আল্লাহ্‌র পথের সংগ্রামী সাধকদের 


ও ধৃষ্টতা এতখানি বেড়ে গিয়েছিল যে, কির্ক-এর শাসনকর্তা রেজিনান্ড মক্কা 
সু'আজ্জমা ও মদীনা সুনাওয়ারার ওপর আক্রমণ পরিচালনার অভিপ্রায় ব্যক্ত 
করে।১ রওযা মুবারক সম্পর্কেও সে ধৃষ্টতাপূর্ণ ও অবজ্ঞাসুচক উক্তি করে। প্রকৃত 
ব্যাপার এই যে, রিদ্দার ঘটনার পর ইসলামের ইতিহাসে এর চাইতে নাযুক মুহুর্ত 
ও বিপজ্জনক সময় আর আসেনি । ইসলামের অস্তিত্ব এই দ্বিতীয়বারের মত 
সঙ্গীনতরো অবস্থার মুখোমুখি হয় । একটি চূড়ান্ত যুদ্ধে অবতীর্ণ হওয়া মুসলিম 
জাহানের জন্য অপরিহার্য হয়ে পড়ে। 

হিজরী ষষ্ঠ শতাব্দীর প্রাথমিক যুগে মুসলিম জগতে বিরাট অরাজকতা ও 
গৃহযুদ্ধে মত্ত ছিল। “আব্বাসী খলীফাগণ অনেক আগে থেকেই তাদের ক্ষমতা 
তুকীদের হাতে তুলে দিয়েছিলেন। মুসলিম জগতে এমন কোন শক্তিশালী সুলতান 
কিংবা নেতা ছিলেন না যিনি সাংগঠনিক যোগ্যতার অধিকারী এবং যিনি 
ভ্রুসেডারদের হাত থেকে বেঁচে যাওয়া অবশিষ্ট শক্তিটুকু একটি পতাকাতলে 
সংঘবদ্ধ করে উত্তর ও পশ্চিম দিক থেকে অগ্রসরমান বিপদের মুকাবিলা করতে 
পারেন । স্টানলি লেনপুল যথার্থই বলেছেন, “এ যুগটা ছিল এত অনিশ্চয়তা ও 
জটিলতাপূর্ণ যে, এত বড় বিস্তৃত ও বিশাল (সালজুক) সাম রাজ্যকে মৃত্যু যন্ত্রণায় 
হাত-পা ছুঁড়তে দেখে ব্যক্তিমাত্রই বিম্য়াভিভূত হয়ে পড়েছিল । এই মধ্যবর্তী যুগে 
ততদিন পর্যন্ত অরাজকতা বিরাজ করছিল যতদিন পর্যন্ত না কোন নতুন শক্তি 
পরিপূর্ণরূপে একাত্ম ও সংঘবদ্ধ হয়ে একই লক্ষ্যের পানে ধাবিত হচ্ছিল সংক্ষেপে 
বলা চলে, এটাই ছিল মোক্ষম মুহুর্ত যখন যুরোপীয়রা সৈন্য পরিচালনা করে 
মুসলমানদের ওপর নিজেদের জয়কে সুনিশ্চিত করতে পারত ।” ২ 


আতাবেক “ইমাদুদ্দীন খলী 

এমনি-ঝঞ্চ-বিক্ষুবধ, দ্বিধা-দ্বন্ব ও বর্ধিত হতাশার মাঝে মুসলিম জগতের 
ভাগ্যাকাশে এক উজ্জ্বল জ্যোতিক্ষের আবির্ভাব ঘটে । মুসলিম বিশ্ব তাদের ঠিক 
জরুরী মুহূর্তে একজন নতুন নেতা ও প্রাণবন্ত মুজাহিদ পেয়ে যায়। যেখানে 
আশার ক্ষীণ আলোকরেখাও দৃষ্টিগোচর হচ্ছিল না, সেখান থেকেই এমন এক নতুন 
শক্তির আবির্ভাব ঘটে যার কল্পনাও কারো মনে ঠাই পায়নি। 
লেনপুল বলেন : 


১. সুলতান সালাহুদ্দীন আয়্ুবী, স্টানলি লেনপুলকৃত, ১৮৮ পৃ.। 
২. প্রাগুক্ত (লেনপুল কৃত), ২১ পৃ. । 


নূরুদ্দীন যঙ্গী ও সালাহউদ্দীন আব্যবী ২৬৩ 


এমন একজন নেতার যার বীরত্ব, সাহসিকতা ও সামরিক যোগ্যতার কথা 
সবাই একবাক্যে স্বীকার করবে। উপরন্তু তুর্কমেন সর্দার ও তাদের অধীনস্থ 
বিভিন্ন রাজ্যের শাসকদের এমন একদল যুদ্ধবাজ দীনদার নওজোয়ান সৃষ্টির 
প্রয়োজন ছিল যারা ক্রুসেডারদের কৃত জুলুম ও বাড়াবাড়ির হিসাব নেবে এবং 
তার দীতভাঙ্গা জবাব দেবে। যা হোক, “ইমাদুদ্দীন যন্গীর ব্যক্তিসত্তার মধ্যেই 
মুসলমানদের উল্লিখিত নেতার আবির্ভাব ঘটে ।* 

‘ইমাদুদ্দীন যঙ্গী ছিলেন সালজুকীদের অনুগ্রহে লালিত-পালিত ও তাদেরই 
আশ্রিত। তিনি ছিলেন সুলতান মাহমুদ সালজুকীর শাহ্যাদাদের “আতালীক" 
(গৃহশিক্ষক) এবং সুলতানের পক্ষ থেকে মাওসিলের শাসনকর্তা । তিনি ইরাক ও 
সিরিয়ায় স্বীয় ক্ষমতা সুদৃঢ় ও সুসংহত করবার পর আর-রিহা (এডেসা)-র ওপর 
হামলা করেন। এটি ছিল খৃষ্টান রাজ্যগুলোর মধ্যে সর্বাধিক মযরুত ও সুদৃঢ়। এর 
সামরিক গুরুত্ও ছিল অত্যধিক। ৫৩৯ হিজরীর জুমাদিউ'ল-উখরা মুতাবিক 
১১৪৪ "ঈসায়ীর ২৩শে ডিসেম্বর তিনি আর-রিহা (এডেসা) দখল করেন। আরব 
এরতিহাসিকদের ভাষায় এটি ছিল “ফতহু'ল-ফুতুহ” তথা সর্ববৃহৎ বিজয় । এ 
উপত্যকা ক্রুসেডারদের বিপদ থেকে মুক্ত হয়ে যায়। এই বিজয়ের কিছুকাল পর 
৫৪১ হিজরী মুতাবিক ১১৪৬ “ঈসারীতে তিনি তার এক ত্রীতদাসের হাতে 
শাহাদত লাভ করেন। শাহাদতের আগে তিনি ক্রুসেডারদের বিরুদ্ধে জিহাদের 
এমন এক শানদার ধারার সুচনা করে দিয়েছিলেন যা তীর খ্যাতনামা পুত্র 
আল-মালিকু'ল-'আদ্লি নুরুদ্দীন যঙ্গী অনেক দূর এগিয়ে নিয়ে যান। 


আল-সালিকু'ল-“আদিল নূরসন্বীন যঙ্গী 
নূরদ্দীন মাহ্‌মূদ এখন সিরিয়ার সুলতান ৷ গোটা. মুসলিম সমাজের পক্ষ থেকে 
ভ্রুসেডারদের বহিষ্কার এবং বায়তু'্ল-মুকাদ্দাস পুনরুদ্ধারের জন্য তিনি আল্লাহ্‌র 
পক্ষ থেকে নির্দেশপ্রাপ্ত বলে মনে করতেন। এই মহান খিদমতকে তিনি সবচেয়ে 
বড় ‘ইবাদত এবং আল্লাহ্‌র সান্নিধ্য ও নৈকট্য লাভের বিরাট মাধ্যম বলে মনে 
 করতেন। তিনি তার আক্রমণ দ্বারা খৃষ্টান রাজ্যগুলোর ওপর ভীতির সঞ্চার 
করেছিলেন। ৫৫৯ হি./১১৬৪ 'ঈসারীতে হারিম দুর্গ দখল করেন। এটি ছিল 
উত্তর সীমান্তবর্তী একটি মযবুত দুর্গ । আন্তাকিয়া ও ভ্রিগোলীর রাজন্যদ্ধয়সমেত 


১. সুলতান সালাহুদ্দীন আয়্যুবী (লেনপুল কৃত), ২৯ গৃ-। 


২৬৪ সংগ্রামী সাধকদের ইতিহাস 


বহু বিখ্যাত নাইট এতে বন্দী হন। যুদ্ধে দশ হাঁধার খৃষ্টান নিহত এবং অসংখ্য 
সৈনিক বন্দী হয়। হারিম দুর্গের পরই তিনি বানিয়াস দুর্গ জয় করেন।৯ ওদিকে 
মিসরও জয় করে তিনি খৃষ্টানদের দু'দিক থেকে ঘেরাও করে ফেলেন। লেনপুল 
বলেন ৪ 
সিরিয়ার সুলতান নূরুদ্দীন যঙ্গীর সেনাপতি (সালাহুন্দীন) কর্তৃক নীলনদের 
ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠার অর্থই হ’ল, জেরুযালেমের খৃষ্টান রাজ্য ইদুর কলে 
নিপতিত হয়েছে। দু'দিক থেকেই যাদের দ্বারা সে পিষ্ট হচ্ছিল তারা ছিল একই 
ব্যক্তি ও একই শক্তির দু'টি বাহিনী । সালাহুদ্দীন দিময়াত ও আলেকজান্দ্রিয়া 
নৌ-বন্দরের ওপর নিয়ন্ত্রণ লাভের মাধ্যমে একটি নৌবহরেরও নিয়ন্ত্রণ লাভ 
করেন। এর দ্বারাই তিনি যুরোপের সঙ্গে মিসরের ক্রুসেডারদের যোগাযোগ 
বিচ্ছিন্ন করে দেন।২ 
মুক্ত করে নেন। কিন্তু বায়তু'ল-সুকাদ্দাস পুনরুদ্ধারের মহাসৌভাগ্য তারই 
সেনাপতি সুলতান সালাহুদ্দীন আয়্যুবীর জন্য অপেক্ষা করছিল, যা স্বয়ং নুরন্দ্দীন 
যঙ্গীর পুণ্যকর্মের মধ্যে অন্তর্ভুক্ত হবার যোগ্য । হিজরী ৫৬৯ মুতাবিক ১১৭৪ 
“ঈসায়ীতে ৫৬ বছর বয়সে কণ্ঠনালীর প্রদাহে (2০) তিনি ইনতিকাল করেন৷ 
ইংরেজ এঁতিহাসিকের ভাষায় সিরিয়ার সুলতান শুকুদীন-এর মৃত্যু সংবাদ 
মুসলমানদের কাছে বসজ্রাঘাততুল্য মনে হয়।৩ 


নুরুন্দদীন যঙ্গীর প্রশংসনীয় গুণাবলী 

মুসলিম এঁতিহাসিক সুলতান নুর্দ্দীনের ন্যায়বিচার, বিশ্বস্ততা, আল্লাহ-ভীতি, 
উত্তম ব্যবস্থাপনা, সৌজন্য, জিহাদী প্রেরণা প্রভৃতি চারিত্রিক গুণের প্রশংসায় 
পঞ্চমুখ । তিনি তার নামের মতই নেরুদ্দীন অর্থ ধর্মের জ্যোতি বা আলো) 
উদ্ভাসিত ও সর্বত্র প্রশংসিত । 

সুলতানের সমসাময়িক ইবনে জওষী রে) তার সুবিখ্যাত “আল-মুনতাজাম' 
নামক ইতিহাস গ্রন্থে লিখেছেন ৪ 


Um 2905৩ Liss Gas yg it JUST gal SE Fly ISAT ০৪৯ 
904৬ ৯০৪৪ 4 ৬০৯৩ Dial All ০৪ 55115 BY ০৮ ০৯৪৫ ০০ Cll 


৯. ই ই আহ অর ১১শ খণ্ড, ১২৪ পৃ.) 
ত সুলতান সান, ১১৫ পৃ. । 


নূরদ্দীন যঙ্গী ও সালাহউদ্দীন আয়্যুবী ll ২৬৫ 


০1৩ dt Jes SUS ga এই SSL এও ২300 ২9452 98558 
+ ml 1৯15 alll ২৯৯৪৩ 
নুরুদ্দীন সীমান্তে জিহাদ করেন এবং কাফিরদের কজা থেকে পঞ্চাশটিরও 
বেশী শহর মুক্ত করেন। অধিকাংশ শাসক ও সুলতানের চেয়ে তীর জীবন ছিল 
উত্তম । তার আমলে রাস্তাঘাট ছিল নিরাপদ । সর্বত্রই নিরাপত্তার আবহাওয়া 
বিরাজ করত। বাগদাদের খলীফার আনুগত্য ও অধীনতা স্বীকারকে তিনি 
নিজের জন্য বাধ্যতামূলক মনে করতেন। ইনতিকালের পূর্বে তিনি অবৈধ 
রাজস্ব ও ট্যাক্স মাফ করে দিয়েছিলেন। বিনয় ও অনাড়ন্বরতা ছিল তার 
প্রকৃতির স্বাভাবিক বৈশিষ্ট্য । “উলামায়ে কিরাম ও দীনদার লোকদের তিনি 
ভালবাসতেন ।১ 
সুপ্রসিদ্ধ এতিহাসিক ইবনে খাল্লিকান-ধিনি তার এতিহাসিকসুলভ সতর্কতায়, 
শব্দের সতর্কতামূলক ব্যবহারে ও পরিমিত প্রশংসার ক্ষেত্রে মশহুর-লেখেন : 
121৯০ Sl dl ১০৫০ 253০১০৫০৬০০ Ley আও sal এ এ SS 
413 SI 0511 ১১৩ 82১০১1০৫৪৮০] এল las i এলি ৬ 
১০০০৬৭। ১৯০০৪ a ১৪৬০৩ ১৪৮৩ ALU ৩০ 
তিনি একজন সুবিচারক, যাহিদ, “আবিদ, মুত্তাকী ও শরীয়তের পূর্ণ পাবন্দ 
সুলতান ছিলেন। নেককার লোকদের প্রতি তিনি আকৃষ্ট ছিলেন। জিহাদ ফী 
সাবীলিন্রাহ্‌র প্রতি ছিল তীর প্রবল ঝৌঁক। অকাতরে তিনি দান-খয়্রাত 
করতেন। সিরিয়ার সমস্ত বড় শহরেই তিনি মাদরাসা তৈরি করেছিলেন। 
রা তীর স্মৃতি ও তীর কৃতিত্বপূর্ণ কর্মকাণ্ডের পরিমাপ করা খুবই 
! 
“তারীখু'ল-কামিল'-এর রচয়িতা খ্যাতনামা এঁতিহাসিক ইবনু'ল-আছীর 
জাযারী তীর সম্পর্কে এত দূর পর্যন্ত বলেছেন : 
১০০ 2A AT LALA এল কেহ ০1713০59001 JIU rm all 333 
০5৯] Ss GSS ১৪৫] ২৩ 5০৪৮ ০ slay Hl আক ওক 
আমি বিগত সুলতানদের জীবন ও সার্বিক অবস্থা সম্পর্কে গভীরভাবে 
পড়াশুনা করেছি। খুলাফায়ে রাশিদীন ও ওমর ইব্‌ন “আবদুল “আবীষের পরে 
নূচ্দীনের চাইতে অনুপম চরিত্রের অধিকারী এত বড় ন্যায়বিচারক সুলতান 
আমি আর দেখিনি ।৩ 


১. আল-মুনভাজাম-১০ম খণ্ড, ২৪৮-৪৯, 
২. ইবৃনে খাল্লিকান খারিকান, “মাহমুদ 'ুরদ্দীন বনী ৪ ও, ২৭২ পৃ ৩. আল-কামিল, ৯ম খণ্ড ১৬৩ পৃ. । 


২৬৬ সংগ্রামী সাধকদের ইতিহাস 


সুলতান নূরুদ্দীনের ইনতিকালের সময় ইবনু'ল-আছীরের বয়স ছিল ১৪ 
বছর। এজন্য তীর সাক্ষ্য ও বর্ণনা বিশেষ মর্যাদা পাবার দাবিদার ৷ তিনি মরহুম 
সুলতানের জীবন-চরিত ও আখলাক-চরিত্র বর্ণনা করতে গিয়ে লিখেছেনঃ 


করতেন। যুদ্ধলন্ধ সম্পদ থেকে তিনি আপন অংশ হিসাবে যা পেয়েছিলেন তা 
বিক্রি করেই উক্ত স্থাবর সম্পত্তি খরিদ করেছিলেন। একবার তার বেগম 
সংসারের টানাপোড়েনের অভিযোগ পেশ করেন। তখন তিনি তার তিনটি 
দোকানের যাবতীয় আয় তার ব্যয় নির্বাহের জন্য দান করেন। দোকান 
তিনটি ছিল হিমসে তীর মালিকানাধীন। দোকান তিনটির বার্ষিক আয় 
ছিল বিশ দীনারের কাছাকাছি। সুলতানের বেগম বখন একেও প্রয়োজনের 
তুলনায অপ্রতুল বলে মন্তব্য করলেন, তখন তিনি বলেছিলেন £ এর বেশী 
আমার কাছে আর কিছুই নেই। আমার নিকট বাকি যা কিছু দেখছ তা আমার 
নয়, সাধারণ মুসলমানের । আমি এগুলোর খাজাঞ্চীমাত্র । তোমার খাতিরে 
আমি আমার কাছে রক্ষিত আমানতের খেয়ানত করে জাহান্নামে যেতে রাষী 
নহ। 

বাতের বেলা দীর্ঘ সময় ইবাদতে কাটাতেন। তীর ওজীফা ও যিক্র-আযকার 
ছিল নির্ধারিত। তিনি ছিলেন হানাফী ফিক্‌ হের একজন “আলেম । কিন্তু তার 
মধ্যে অন্য কোন মাযহাবের প্রতি বিদ্বেষ ছিল না কিংবা ছিল না কোন 
পক্ষপাতিত্ব । তিনি হাদীছ শিক্ষা করেছিলেন, ছওয়াব লাভের আশায়ই অন্যের 
কাছে হাদীছ বর্ণনা করতেন এবং অন্যকেও তা বর্ণনা করার এজাত দিতেন। 
ন্যায় ও সুবিচারের ক্ষেত্রে তার অবস্থা ছিল এই যে, স্বীয় বিস্তৃত সাম্রাজ্যের 
কোথাও কোন শুদ্ধ কিংবা ট্যাক্স অবশিষ্ট রাখেন নি। মিসর, শাম, জযীরা, 
মাওসিল সর্বত্রই তিনি তা মওকুফ করে দেন। শরীয়ত তথা শর'ঈ বিধানকে 
তিনি খুবই সমীহ ও সম্মান করতেন। শরীয়তের হুকুম-আহকাম তিনি তামিল 
করতেন। এক ব্যক্তি তাকে বিবাদী করে আদালতে তলব করেছিল । তিনি 
আদালতে হাযির হন এবং কাষী সাহেবকে বলে পাঠান, “আমি আদালতে 
হাযির হচ্ছি। আমার প্রতি পক্ষপাতমূলক কোন আচরণ যেন না করা হয়।” 
শেষ পর্যন্ত মুকদ্দমায় তারই জয় হয়। কিন্তু তিনি বাদীর ওপর তাঁর যে হক 
ছিল তা মাফ করে দেন এবং বলেন : প্রথম থেকেই আমার এমন ইচ্ছাই ছিল। 
কিন্তু আমার আশংকা ছিল, আদালতে হাযির না হলে সম্ভবত আমার অন্তরে 
গর্বের সঞ্চার হবে, তাই আমি হাযির হয়েছি। এক্ষণে আমি আমার হক মাফ 


নূরুদ্ীন যন্গী ও সালাহউদ্দীন আযুুবী ২৬৭ 


করে দিলাম তিনি দারু'ল-"আদল (বিচার ভবন) নির্মাণ করেছিলেন। তিনি 
সব সময় নির্যাতিত মজলুমের পক্ষে থাকতেন, চাই সে তাঁর পুত্র হোক অথবা 
বিরাট অফিসার ও প্রশাসক ৷ বীরত্ব প্রদর্শনে তিনি ছিলেন তুলনাহীন। যুদ্ধে 
তিনি দু'টি ধনুক ও দু'টি তুণীর সঙ্গে রাখতেন। একবার এক ব্যক্তি তাকে 
বলেন, “আপনাকে আল্লাহ্র কসম দিয়ে বলছি, আপনি আপনার জীবনকে 
বিপদের মাঝে নিক্ষেপ করে ইসলামকে সংকটের মধ্যে ফেলবেন না।” উত্তরে 
তিনি বলেছিলেন : মাহমুদ এমন কি বস্তু যে, তার সম্পর্কে একথা বলা হবে? 
আমার পূর্বে এদেশকে ও ইসলামকে কে হেফাজত করেছেন? তিনি নিশ্চয়ই 
মা'বৃদ-ই-বরহক যিনি ব্যতিরেকে আর কোন ইলাহ নেই। 
‘উলামায়ে কিরাম ও ধার্মিক ব্যক্তিদেরকে তিনি তা'জীম করতেন। তাঁদের 
অসংকোচে তাঁদের সঙ্গে কথাবার্তা বলতেন এবং তাদের কোন আবেদনই 
অপূর্ণ রাখতেন না। তিনি নিজ হাতে তদের কাছে চিঠি লিখতেন। এত বিনয় 
ও নম্রতার অধিকারী হওয়া সত্তেও তিনি ছিলেন বিরাট ব্যক্তিতৃসম্পন্ন পুরুষ! 
জনসাধারণ মাত্রেই ছিল তীর দ্বারা প্রভাবারিত। তীর গুণাবলী বর্ণনা করার 
জন্য এই গ্রন্থ যথেষ্ট নয়, এর জন্য দরকার আরো বিরাট বিরাট গ্রন্থের ।* 
জিহাদের প্রতি আগ্রহ এবং তীর ঈমান ও ইয়াকীন 
নূরুদদীনের সমস্ত মনোযোগ ও অন্তরের আকর্ষণ নিবদ্ধ ছিল জিহাদ এবং 
খৃষ্টানদের মুকাবিলার প্রতি এ ব্যাপারে তীর সংকল্প, আস্থা, নির্ভরতা, ঈমান ও 
ইয়াকীন ছিল অটুট ৷ 
খৃষ্টানদের অতর্কিত হামলার কারণে ৫৮৮ হিজরীতে 'নূরুদ্দীন 
হিসনু'ল-আকরাদ যুদ্ধে (যা বাকী'আর যুদ্ধ নামে মশহুর) পরাজয় বরণ করেন।২ 
শত্রুদের থেকে কয়েক মাইল দূরে হিমৃস্-এর নিকট তিনি অবস্থান করছিলেন.। 
তখন জনৈক শুভাকাজ্জী তাকে এই মর্মে পরামর্শ দেন যে, বিজয়ী দুশমনদের এত 
কাছে অবস্থান করা মুসলমানদের জন্য ঠিক হবে না। তখন তিনি এ ব্যক্তিকে 
থামিয়ে দিয়ে বলেন : 
আমার নিকট স্রেফ এক হাযার অশ্বারোহী সৈনিক থাকলেও আমি শত্রুকে 
পরওয়া করি না। আল্লাহ্র কসম খেয়ে বলছি, যতক্ষণ না আমি আমার এবং 
ইসলামের এই পরাজয়ের প্রতিশোধ গ্রহণ করতে পারছি, ততক্ষণ পর্যন্ত 
ছাদের তলায় আশ্রয় নেব না। ূ 


মিি১৯৫১১৪৮৫০৬৬৫০১১৮৫২০ 
১, আল্-কামিল, ১১শ খণ্ড, ১৬৩-৬৪ পৃঃ 
২ বিশ্ররিত জতে হলেদঅনক মিন. ১১শ খণ্ড, ১১৯ পৃ. ! 


২৬৮ সংগ্রামী সাধকদের ইতিহাস 


নূরুদ্দীন অত্যন্ত উদার হস্তে সেনাবাহিনীকে উপহার-উপচৌকন ও নগদ অর্থ 
প্রদান করেন। একবার কেউ তাকে এই পরামর্শ দেয় যে, ফকীহ, ফকীর, সূফী ও 
কুরআনের ক শরীদের জন্য যে পরিমাণ ভাতা ও অর্থ রাজকোষ থেকে নির্ধারিত করা 
হয়েছে তা দেশ ও জাতির এই সংকটজনক মুহূর্তে জিহাদের কাজে লাগানো হোক 
(অর্থাৎ এবারের জন্য উল্লিখিত ব্যক্তিদের ভাতা বন্ধ রেখে তা জাতীয় প্রয়োজনে 
ব্যয় করা হোক)। সুলতান নুরুদ্দীন তখন অত্যন্ত ক্রোধাবিত হয়ে জবাব দেন : 
আমি তো এসব ফকীর ও দুর্বল লোকদের দু'আ ও সন্তুষ্টির মাধ্যমেই আল্লাহ্‌র 
সাহায্য প্রত্যাশা করি। হাদীছ পাকে বলা হয়েছে : আল্লাহ্‌র পক্ষ থেকে যে 
রিযিক ও সাহায্য আসে তা আসে আল্লাহ্র এসব দুর্বল ও অসহায় বান্দাদের 
বদৌলতেই ! অতএব, আমি কীভাবে তাদের সাহায্য বদ্ধ করে দেব যারা 
আমার পক্ষে যুদ্ধ চালিয়ে যায় এমন সংকট সন্ধিক্ষণে যখন আমি বিছানায় 
ঘুমিয়ে থাকি। এতদৃসত্েও তাদের তীর লক্ষ্যভ্রষ্ট হয় না। আর তোমরা যাদের 
পক্ষে কথা বলছ তারা তো কেবল তখনই যুদ্ধ করে যখন আমাকে তাদের 
পাশে দেখতে পায়। তাদের নিক্ষিপ্ত তীর কখনো লক্ষ্যত্রষ্ট হয়, আবার কখনো 
ঠিক লক্ষ্যে গিয়ে আঘাত হানে। আর ওসব গরীবদের তো বায়তু'্ল-মালে 
হক’ রয়ে গেছে। আমি তাদের হুক ছিনিয়ে নিয়ে অন্যদের কী করে তা দান 
কুরি?* 
খৃষ্টানদের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণের নিমিত্ত সুলতান নূরুত্দীন পূর্ণ প্রস্তুতি 
গ্রহণ করেন। সেনাবাহিনীর সদস্যদেরকে তিনি প্রচুর পরিমাণে পুরস্কৃত করেন, 
সীমান্তবর্তী শহর ও জনপদ ও মুসলিম রাজ্যগুলোর আমীর-উমারা ও প্রশাসকদের 
প্রভাবমণ্ডিত ভাষায় পত্র লেখেন এবং তাদেরকে জিহাদ ফী সাবীলিল্লাহ্‌র জন্য 
উৎসাহ প্রদান করেন। এসব স্থানের সৃফী-দরবেশ, ফকীর ও নেককার লোকদের 
কাছেও তিনি চিঠি লেখেন। এসব চিঠিতে তিনি ফিরিঙ্গীদের বাড়াবাড়ি ও 
জুলুম-অত্যাচারের ভয়াবহ চিত্র ভুলে ধরেন এবং তাদের নিকট দু'আর দরখাস্ত 
করেন। সঙ্গে সঙ্গে তিনি এ অভিলাষও ব্যক্ত করেন যে, তীরা যেন অন্য 
মুসলমানদেরকেও জিহাদে উদ্বুদ্ধ ও উৎসাহিত করেন। তার এ উদ্যোগ খুবই 
ফলপ্রসূ হয়। উল্লিখিত ব্যক্তিবর্গ সাধারণ লোকদেরকে কান্নাজড়িত কণ্ঠে এসব 
চিঠি পাঠ করে শোনান এবং সুলতানের জন্য দু'আ করেন। জনসাধারণের মধ্যে 
প্রবল জিহাদী জোশ পরিলক্ষিত হয়। বিভিন্ন রাজ্যের শাসনকর্তাণণ নিজ নিজ 
সেনাবাহিনীসহ ভার আহ্বানে সাড়া দেন। অপরদিকে খৃষ্টানেরাও তাদের পরিপূর্ণ 


৯ ৯ 
১. আল-কামিল, ১১শ খণ্ড, ১১৯ পৃ. । 


নুরন্দীন যঙ্গী ও সালাহউদ্দীন আয়যুরী ২৬৯ 


শক্তি এবং চারদিককার ছড়িয়ে-ছিটিয়ে থাকা বাহিনীকে মুসলমানদের খুকাবিলায় 
সংগঠিত করে। শেষ পর্যন্ত সুলতানেরই মানস পূর্ণ হয়। তিনি খৃষ্টানদের সম্মিলিত 
শক্তির ওপর জয় লাভ করে হারিম দখল করেন ।১ 

নিম্নোক্ত ঘটনা থেকে নৃরুদ্দীন যঙ্গীর ঈমান ও য়াকীন-এর মোটামুটি পরিমাপ 
করা যায়। 

বানিয়াস-দুর্গ অবরোধকালে তীর ভ্রাতা নুসরাত উদ্দীন আমীর-ই আমীরান- 
এর একটি চক্ষু চিরতরে বিনষ্ট হবার উপক্রম হয়। তখন নূরুদ্দীন আপন ভাইকে 
লক্ষ্য করে বলেন, “যদি তুমি সেই পুরস্কার ও ছওয়াব দেখতে পেতে যা আল্লাহ্‌ 
তোমার জন্য নির্দিষ্ট করে রেখেছেন, তাহলে তুমি তোমার অপর চক্ষুটাও আল্লাহ্‌র 
পথে বিলিয়ে দেবার কামনা পোষণ করতে ।” ২ 


সুলতান সালাহুদ্দীন আয়্যুবী * 

সালাহুদ্দীন আয়্যুবীর ব্যক্তিসভা আ-হযরত (সা)-এর চিরন্তন মু'জিযা ও 
ইসলামে সত্যতার এক উজ্জ্বল স্বাক্ষর । 

অভিজাত মধ্যবিত্ত কুর্দ পরিবারের সন্তান খান্দানী সৈনিক হিসাবে তিনি 
লালিত-পালিত হন।৪ মিসর বিজয় ও ভ্রুসেডারদের সুকাবিলায় ময়দানে অবতরণ 
করবার পূর্বে কেউই অনুমান: করতে পারে নি যে, এই কুদী নওজোয়ানই 
বায়তু'ল-সুকাদ্দাস বিজয়ী বীর এবং মুসলিম জগতের রক্ষকরূপে প্রতিভাত হবেন 
এবং ইতিহাসের বুকে সেই কৃতিত্বপূর্ণ অবদান রাখবেন যার কথা কেউ কোনদিন 
কল্পনাও করতে পারেনি। 


১. আল-কামিল, ১১শ খণ্ড, ১২২-১২৩ পৃ. । 

২. আল-কামিল, ১১শ খণ্ড, ১২৩ পৃ. । 

৩. সুলতান সালাছদদীনের পিতার নাম ছিল আয়্যুব ; সেজন্যই তাকে আয়্যুবী বলা হয়। এর দ্বারা কেউ 
যেন মনে না করেন যে, হযরত আবূ আয়্যুব আনৃসারীর সঙ্গে তার রক্তের সম্পর্ক আছে। সুলতান ও 
তার গোটা খান্দান উত্তরাধিকারসূত্রেই কুর্দ। এই জাতিগোষ্ঠী আজও ইরাক, সিরিয়া, তুরস্ক ও ইরানে 
বসবাস করছে। 

৪. সুলতান সালাহুদ্দীনের পিতা-মাতা গোটা খান্দান পূর্ব আযারবায়জান-এর দুওয়ায়ন নামক গ্রামের 
অধিবাসী ছিলেন। কুর্দ কওমের অন্তর্গত 'হ্যানিয়া" গোত্রের একটি বিরাট শাখাগোত্র রিওয়াদিয়ার সঙ্গে 
তিনি সম্পর্কিত । মনে হয় তার দাদা শা'বী তার দুই পুত্র নজমুদ্দীন আয়্যুব ও আসাদুদ্দীন শেরকুহকে 
নিয়ে বাগদাদে এসেছিলেন। অতঃপর তিনি তিকরীত গিয়ে বসতি স্থাপন করেন এবং সেখানেই 
ইনভিকাল করেন। কিছুদিন পর তাঁর দুই পুত্র মুজাহিদ উদ্দীন বাহ্র্য শহর কোতওয়ালের অধীনে 
চাকুরী গ্রহণ করেন। ইনি ছিলেন সুলতান মাসউদ ইবনে গিয়াছউদ্দীন মুহাম্মদ ইবনে মালিক শাহ্‌ 
সালজুকীর নিযুক্ত কর্মচারী ৷ নজযুদ্দীন আয়ুব এরপর ‘ইমাদুদ্দীন যঙ্গীর অধীনে চাকুরী গ্রহণ করেন । 


২৭০ সংগ্রামী সাধকদের ইতিহাস 


লেনপুল বলেন : 
সালাহুদ্দীন থেকে এমন কোন “আলামত জাহির হয়নি, যদ্দারা বোঝা যায় যে, 
তিনি ভবিষ্যতে একজন বিরাট ব্যক্তি হবেন, বরং তিনি সব সময়ই নিশ্চুপ ও 
শান্তিপ্রিয় ভাল মানুষের মত জীবন যাপন করতেন। তিনি ছিলেন শরীফ 
স্বভাবের এবং সমস্ত চারিত্রিক দুর্বলতা থেকে দূরে । ১ 
আল্লাহ্‌ পাক যখন এই নিরীহ শান্তিপ্রিয় লোকটির মাধ্যমে আপন কাজ করিয়ে 
নিতে চাইলেন তখন তার জন্য গায়বী উপকরণেরও ব্যবস্থা করা হল । তাকে তার 
অনুগ্রহকর্তা নুরন্দীন যঙ্গী গীড়াপীড়ি করে এবং জরুরী নির্দেশের মাধ্যমে মিসর 
ভূমিতে পাঠিয়ে দেন। কাষী বাহাউদ্দীন ইবনে শাদ্দাদ ছিলেন সুলতান 
সালাহুদ্দীনের বিশেষ আস্থাভাজন ব্যক্তি । তিনি বলেন £ আমাকে সালাহুদ্দীন 
নিজেই বলেছেন, “নিতান্ত অনিচ্ছা সত্তেও কতকটা বাধ্য হয়েই আমি মিসর 
ভূমিতে আসি, আমার মর্জি মাফিক আমি মিসরে আসি নাই । আমার ব্যাপারটা 
- (8 95 3551525৯250 cme 
“সম্ভবত তোমরা এমন বস্তু অপসন্দ করবে যা তোমাদের জন্য কল্যাণকর ৷” ২ 


জীবনের পট পরিবর্তন 


মিসর পৌছার পর সুলতান সালাহুদ্দীনে জন্য যখন ময়দান পরিষ্কার হয়ে গেল 
এবং মিসরের ক্ষমতার চাবিকাঠি তীর হাতে এল তখন তার জীবনের গতিধারাও 
একদম পাল্টে গেল । তীর অন্তরে এ ধারণা বদ্ধমূল হ’ল যে, আল্লাহ তা'আলা তার 
দ্বারা বড় কোন কাজ করাতে চান! আর তা এমন কাজ যার সাথে আরাম- 
আয়েশের কোন সম্পর্ক নেই। 
কাধী বাহাউদ্দীন ইবৃন শাদ্দাদ বলেন : 

দেশের মিসরের) শাসন-ক্ষমতার বাগড়োর হাতে আসার পর তার দৃষ্টিতে এ 

দুনিয়া গুরুত্হীন হয়ে পড়ে । কৃতজ্ঞতা প্রকাশের প্রেরণা তীর অন্তর-মানসে 

বদ্ধমূল হয়। মদ্য পান থেকে তিনি তওবা করেন এবং বিলাসী জীবন যাপন ও 

খেলাধুলা থেকে মুখ ফিরিয়ে নিয়ে একজন সংযত ও পরিশ্রমী মানুষের জীবন 

এখতিয়ার করেন। এক্ষেত্রে তিনি দিন দিন তরক্ী করতে থাকেন 1৩ 
ইরা. 


২. আন-নাওয়াদির”স- 
৩. আদ নাওযাদির সুলতানা আল আহানির বির, ৩২-৩৩ পৃ. । 


নুরুদ্দীন যঙ্গী ও সালাহউদ্দীন আয়্যুবী ২৭১ 


লেনপুলও লিখেছেন : 
আপন সত্তার সাথে সুলতান সালাহুদ্দীনের এত নিবিড় সম্পর্ক ছিল যে, তিনি 
কায়মনে ত্যাগ ও কুরবানীর রুটিন কষে ধরেন। তিনি নিখুঁত তাক"ওয়া ও 
পরহেষগারী এখতিয়ার করেন এবং দুনিয়ার আরাম-আয়েশ ও স্বাদ- 
আহ্লাদের ইচ্ছা মন থেকে একেবারেই মুছে ফেলেন। তিনি নিজের কাজ- 
কর্মের ওপরও কঠিন বাধা-নিষেধ আরোপ করেন । এক্ষেত্রে সঙ্গী-সাখীদের 
জন্য তিনি একটি দৃষ্টান্তস্থলে পরিণত হন। তিনি তার সামগ্রিক চেষ্টা-সাধনা 
এমন একটি ইসলামী সাম্রাজ্য কায়েমের পেছনে ব্যয় করেন, যে সাম্রাজ্য 
কাফিরদেরকে দেশ থেকে তাড়িয়ে দিতে পুরোপুরি সক্ষম। একবার তিনি 
বলেছিলেন ঃ আল্লাহ যখন আমাকে মিসর ভূমি দান করেছেন তখন আমি মনে 
করি, ফলিত ভূ-খও ভিনি আমাকে দান করবেন। সেলিন থেকে জীহনের 
শেষ মুহূর্তটি পর্যন্ত সালাহুদ্দীনের লক্ষ্য ছিল ইসলামের সাহায্য ও সমর্থন। 
তিনি সারাটি জীবন কাফিরদের বিরুদ্ধে জিহাদে অতিবাহিত করবেন বলে 
প্রতিজ্ঞা করেন।> 


জিহাদের প্রতি অনুরাগ 
OOH UES TO হর ESE CSE EE 
তাঁর বিলাস ও তীর আত্মার খোরাক । 


কাযী ইবৃন শাদ্দাদ বলেন : 
জিহাদের প্রতি প্রেম ও ভালবাসা ভীর শিরা-উপশিরা ও অস্থি-মজ্জায় মিশে 
গিয়েছিল, গেঁথে গিয়েছিল তার মন-মস্তিষ্কে। এটাই ছিল তার আলোচনার 
বিষয়বস্তু । তিনি জিহাদের সাজ-সামান তৈরিতে ব্যস্ত থাকতেন এবং এই সব 
উপায়-উপকরণ নিয়েই চিন্তা-ভাবনা করতেন। জিহাদে কাজে লাগবে তিনি 
সর্বদা এ ধরনের লোকেরই তালাশে থাকতেন ৷ যারা জিহাদ সম্পর্কে আলাপ- 
আলোচনা করত এবং এ বিষয়ে তাকে উৎসাহ দিত তিনি তাদের দিকেই 
মনোযোগ দিতেন। এই জিহাদ ফী সাবীলিল্লাহ্র খাতিরেই তিনি আপন 
সন্তান-সন্ততি, বংশের লোকজন, পরিবার-পরিজন, দেশ ও দেশবাসীকে বিদায় 
সালাম জানান এবং সব ধরনের বিচ্ছেদ যন্ত্রণা সহ্য করেন। তিনি তীরু-জীবন 
যাপনেই তৃপ্ত থাকেন, প্রাসাদ-জীবনের আয়েশ-আরাম তীকে আকৃষ্ট করতে 
১. সুলতান সালাহুদ্দীন, ৮৬ পৃ. । | 


২৭২ সংঘামী সাধকদের ইতিহাস 


পারেনি। তীর সান্নিধ্য লাভের একমাত্র কৌশল ছিল, সাক্ষাত হলেই তাকে 
জিহাদের ব্যাপারে উদ্দুদ্ধ করা । এভাবে অনেকেই তীর (সুলতানের) কাছে 
মর্যাদার অধিকারী হয়েছিল । একথা হলফ করে বলা যেতে পারে যে, জিহাদের 
সিলসিলা শুরু হওয়ার পর থেকে তিনি একটি পয়সাও জিহাদ ও মুজাহিদদের 
কাজ ছাড়া অন্য কাজে ব্যয় করেন নি।১ 
সুলতানের এই প্রেমমন্ত অবস্থা ও বেদনাকাতর ছবি ইবনে শাদ্দাদ নিম্নোক্ত 
ভাষায় অংকন করেছেন : 
যুদ্ধক্ষেত্রে সুলতানের অবস্থা হ'ত সেই শোকাহতা মায়ের মত যাকে তার 
একমাত্র সন্তানের মৃত্যু শোক সইতে হয়েছে। তিনি এক কাতার থেকে অন্য 
কাতারে ঘোড়া ছুটিয়ে নিয়ে যেতেন এবং সৈন্যদেরকে জিহাদের ব্যাপারে 
আহ্বান জানিয়ে বলতেন, ১... 0; “সৈন্যগণ! ইসলামের সাহায্যে এগিয়ে 
যাও ।” এসময় তীর চোখ দিয়ে অশ্রু ঝরতে থাকত।২ 
একবার যুদ্ধে তীর অবস্থা ছিল নিম্নরূপ : 
সারা দিন তিনি (সুলতান) একবারও খাবার মুখে দেননি, এমন কি একটি 
দানাও না; কেবল চিকিৎসকের পরামর্শে ও অনুরোধ-উপরোধে সামান্য পানীয় 
গ্রহণ করেছিলেন।৩ শাহী চিকিৎসকের বর্ণনানুযায়ী- একবার জুম“আর দিন 
থেকে রোববার পর্যন্ত সুলতান কয়েক লুকমা মাত্র খাবার গ্রহণ করেছিলেন। 
যুদ্ধক্ষেত্ৰ ছাড়া আর কোন দিকেই তীর মন ছিল না।৪. 


হিত্তীনের চূড়ান্ত যুদ্ধ 

বিভিন্ন সামরিক কার্যক্রম ও মুখোমুখি সংঘর্ষের পর অবশেষে ইতিহাসের সেই 
বহু প্রতীক্ষিত হিত্তীন যুদ্ধ আসে যা পরিসমাপ্তি ঘটায় ফিলিস্তীনে খৃষ্টান রাজত্ব 
এবং চূড়ান্ত ফয়সালা করে ক্রুসেভারদের ভাগ্যের । ৫৮৩ হিজরীর ২৪শেং 
রবী‘উ'ছ- ছানী মুতাবিক ১১৮৭ “ঈসায়ী রোজ শনিবার তারিখে এই এঁতিহাসিক 
যুদ্ধ সংঘটিত হয়। যুদ্ধে মুসলমানরা নিরংকুশ বিজয় ফেতহু"ম-মুবীন) লাভ করে। 
যুদ্ধক্ষেত্রের চিত্র অংকন করতে গিয়ে এতিহাসিক লেনপুল বলেন : 


১. আন-নাওয়াদির”্স-সুলতানিয়া, ১৬ পৃ. 


৪. এ, ৯৭ পৃ.। 
৫. ১১৮৭ সনের ৪ঠা জুলাই। 


নুরুদ্দীন যঙ্গী ও সালাহউদ্দীন আয়্যুবী ২৭৩ 


খৃষ্টান সেনাবাহিনীর নির্বাচিত ও বাছাইকৃত জওয়ানেরা বন্দী হয়। 
জেরুযালেমের বাদশাহ গাঈ, তার ভাই চ্যটিলোন হেনায়ন)-এর রেজিনান্ড, 
তেনিন-এর হামফ্রে, তাবাকাত দাবিয়া ও ইসবেতার-এর প্রধানদ্বয় এবং বড় 
বড় খৃষ্টান নাইটকে থেুতার করা হয়। খৃষ্টান বাহিনীর অশ্বারোহী ও সাধারণ 
গিয়েছিল। সবাই অবাক বিস্ময়ে লক্ষ্য করল যে, এক একজন মুসলিম সৈনিক 
ত্রিশ জনের মত খৃষ্টান সৈন্যের প্লাটুনকে, যাদেরকে সে স্বহস্তে বন্দী করেছিল, 
তীবুর দড়ি দিয়ে বেঁধে,টেনে নিয়ে যাচ্ছে। নিহত ক্রুসেডারদের লাশ ও তাদের 
কর্তিত হাত-পা এমনভাবে স্তুপাকারে পড়েছিল যেমনভাবে পাথরের পর পাথর 
স্তপাকারে পড়ে খাকে। কর্তিত ও খণ্ড-বিখণ্ড লাশ এরূপ বিক্ষিপ্তভাবে মাটিতে 
পড়েছিল যেরূপ তরমুজের ক্ষেতে তরমুজ বিক্ষিপ্তভাবে পড়ে থাকে৷? দীর্ঘকাল 
যাবত যুদ্ধের এই ময়দানে, যেখানে এই রক্তাক্ত যুদ্ধ সংঘটিত হয়েছিল এবং 
যেখানে তিরিশ হাযার লোক মারা গিয়েছিল বলে প্রকাশ-এক বছর পরেও 
সাদা সাদা হাডিছর রাশিকৃত স্তূপ দূর থেকে দৃষ্টিগোচর হ'ত। পশু-পক্ষীর 
ভক্ষণের পরও লাশের যে সব টুকরো অবশিষ্ট ছিল, অনেকদিন পর্যন্ত সেগুলো 
বিভিন্ন স্থানে ইতস্তত বিক্ষিপ্ত অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে ।২ 


সুলতানের ধর্মীয় আবেগ ও মর্যাদাবোধ 
এই বিজয়ের সঙ্গে এ ঘটনাও ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে যা থেকে 
সুলতানের ধর্মীয় মর্যাদাবোধ ও ঈমানী শক্তির পরিচয় পাওয়া যায়। এই ঘটনাও 
একজন ইংরেজ এতিহাসিকের মুখেই শুনুন £ 
সুলতান সালাহুদদীন যুদ্ধক্ষেত্রে তার ভীবু স্থাপন করেন। যখন তাবু স্থাপিত 
হ'ল তখন তিনি হুকুম দিলেন সমস্ত যুদ্ধবন্দীকে তার সামনে হাযির করতে । 
সম্রাট গাঈ ও তদীয় ভ্রাতা রেজিনান্ড চ্যাটিলন (হুনায়ন)-কে ভেতরে নিয়ে 
আসা হ'ল। সুলতান জেরুযালেমের বাদশাহকে তার পাশে বসান এবং তাকে 
পিপাসার্ত দেখে বরফ মিশ্রিত ঠাণ্ডা পানি ভরতি পাত্র তার দিকে এগিয়ে দেন। 
সম্রাট গাঈ পানি পান করেন। অতঃপর পানির পাত্রটি কির্ক-এর শীাসনকর্তী 
রেজিনান্ডকে দেন৷ সুলতান এতদ্দৃষ্টে নাখোশ হন এবং দো-ভাবীকে বলেন ৪ 
বাদশাহকে বল, আমি এ ব্যক্তিকে পানি দেইনি, বাদশাহ্‌ গাঈ নিজে 
দিয়েছেন | লবণ ও কুটি যাকে দেওয়া হয় তাকে দাতার অনিষ্ট থেকে নিরাপদ 
১, সুলতান সালাহুদ্ীন, ১৮৭-৮৮। 
২. প্রাগুক্ত, ১৮৯ পৃ. । 
সংগ্রামী সাধক-(১ম)-১৮ 


২৭৪ সংগ্রামী সাধকদের ইতিহাস 


ভাবা হয়। কিন্তু এই ব্যক্তি আমার প্রতিশোধের জ্বলন্ত আগুন থেকে রেহাই 
পেতে পারে না। সালাহদ্দীন এই বলেই রেজিনান্ডের সামনে গিয়ে দীড়ান। 
রেজিনান্ড তীবুতে প্রবেশ করবার পর থেকেই দাড়ানো অবস্থায় ছিল৷ সুলতান 
তাকে লক্ষ্য করে বললেন £ শুনে রাখ, আমি তোকে হত্যা করবার জন্য 
দু'দু'বার কসম খেয়েছি। প্রথমবার কসম. খেয়েছি, যখন তুই পবিত্র মক্কা ও 
মদীনা নগরীর ওপর হামলা করতে চেয়েছিলি। দ্বিতীয়বার কসম খেয়েছি যখন 
তুই ধোকা ও প্রতারণার আশ্রয় নিয়ে হাজীদের কাফেলার ওপর হামলা 
করেছিলি।১ এবার দেখ, কিভাবে আমি তোর বেয়াদবী ও ঘৃণিত আচরণের 
প্রতিশোধ নিচ্ছি। -এই বলেই সালাহুদ্দীন খাপ থেকে তলোয়ার টেনে বের 
করেন এবং নিজের কৃত প্রতিজ্ঞা অনুযায়ী স্বহস্তে রেজিনান্ডকে হত্যা করেন। 
সম্রাট গাঈ এই হত্যা দৃশ্য দেখে কেঁপে ওঠেন এবং ভাবতে থাকেন, এবার 
বুঝি তারই পালা! কিন্তু সালাহুদ্দীন তাকে এই বলে সান্তনা দেন যে, বাদশাহ্র 
রীতি নয় অপর বাদশাহ্‌কে হত্যা করা। এ লোকটি বার বার প্রতিজ্ঞা ভঙ্গ 
করেছিল বলে তার ব্যাপারে যা করার তাই করা হয়েছে (অর্থাৎ সে তার 
অপকর্মের উচিত শাস্তিই পেয়েছে)।২ 
ইবনে শাদ্দাদ লিখেছেন, সুলতান রেজিনান্ডকে ডেকে পাঠান এবং বলেন ৪ ৮ 
113 ssl 42৫০ ০০৪ ৯০৬০ এ [এই দেখ, আমি মুহাম্মদ (সা)-এর পক্ষে 
প্রতিশোধ নিচ্ছি]। ইবনে শাদ্দাদ এও লিখেছেন যে, সুলতান তাকে ইসলামের 
দাওয়াত দিয়েছিলেন । কিন্তু সে তা কবুল করেনি ।৩ 


বায়তু”ল-সুকাদ্দাস জয় 

. _ হিত্তীন বিজয়ের পর সত্বুর সেই পবিত্রতম মুহুূর্তটিও এগিয়ে এল, সুলতান 
অধীর আহে যার অপেক্ষা করছিলেন এবং প্রাপণে যা কামনা করছিলেন সেই 
ঘুহূর্তটি হ’ল বায়তু'ল-সুকাদ্দাস বিজয়ের মুহূর্ত । কাযী ইবনে শাদ্দাদ লিখেছেন, 
“সুলতান বায়তু'ল-মুকাদ্দাসের ব্যাপারে খুবই চিন্তিত ছিলেন এবং তা তার মনের 
ওপর এমন এক দুর্বহ বোঝা হয়ে দাঁড়িয়েছিল যার ভার বহনে বোধ করি গাহাড়ও 
সক্ষম ছিল না।”৪ 


5. শর দান ১০৮৭ ভি 
ভি আবেদন জানিয়েছিল তখন সে ধৃ্টভপৰণ ভাবায় বলেছিল : তোদের 
রিবা গিয়ে পৌছে। এতে ভিনি মানত 
করেছিলেন, বেয়াদবটাকে হাতে পেলে তাকে স্বহত্তে হত্যা করবেন 

২. সুলতান.সালাহুদ্দীন, ১৮৮ পৃ. । 

৩. আন-নাওয়াদিরু'স 'দ-সুলতানিয়া, পৃ. ৬৪; ৪, প্রাগুক্ত । 


নুরদ্দরীন যঙ্গী ও সালাহউদ্দীন আয়্যুবী ২৭৫ 


এ বছরেই অর্থাৎ ৫৮৩ হিজরীর ২৭শে রজব/১১৮৭ খৃষ্টাব্দে সুলতান 
বায়তু'ল-সুকাদ্দাসে প্রবেশ করলেন এবং দীর্ঘ ৯০ বছর পর ইসলামের এই প্রথম 
কিবলা মুসলমানদের অধিকারে এল । হুযুর আকরাম (সো)-মি“রাজের রাত্রিতে এই 
বায়তু'ল-মুকাদ্দাসেই আঘিয়া-ই-কিরাম (“আ)-গণের ইমামতি করেছিলেন । আর 
এটি ছিল একটি বিস্ময়কর ও অভাবনীয় শুভ সংযোগ যে, সুলতান 
বায়তু’ল-মুকাদ্দাসে সেই তারিখেই প্রবেশ করেন যে তারিখে জী-হ্যরত (সা)-এর 
মি'রাজ হয়েছিল৷ কাষী ইবনে শান্দাদ বলেন ৪ 

এ ছিল এক বিরাট বিজয়। এই পবিত্র মুহুর্তে বায়তু’ল-মুকান্দাসে 'আলিম- 

“উলামা, কামিল-ফাধিল ও মুসাফির পর্যটকদের এক বিরাট সমাবেশ ঘটে । 

লোকেরা যখন জানতে পারল যে, সমুদ্ৰোপকুলব্তী এলাকাসমূহ মুসলমানরা 

জয় করে ফেলেছে, তখন মিসর ও সিরিয়া থেকে ‘উলামায়ে কিরাম দলে দলে 
বায়তু’ল-মুকাদ্দাস অভিমুখে রওয়ানা হন। তকবীর ও তাহলীল সজোরে 
ধ্বনিত হতে থাকে । অবশেষে বায়তু'ল-সুকাদ্দাসে প্রায় নব্বই বছর পর 
জুমু'আর সালাত আদায় করা হ'ল এবং কু"ববাতু'্স'-সশখরার ওপর যে 
ক্রস-কাষ্ঠ স্থাপন করা হয়েছিল তা নামিয়ে দেওয়া হ'ল। সে এক আশ্চর্য দৃশ্য! 

ইসলামের বিজয় ও আল্লাহ্‌র সাহায্য খোলা চোখে সবার দৃষ্টিগোচর হচ্ছিল 1১ 

মরহুম নূরদদ্দীন যঙ্গী বায়তু'ল-মুকাদ্দাসের জন্য বহু অর্থ ব্যয়ে জীকজমকপূর্ণ 
একটি মিম্বর তৈরি করেছিলেন এই আশায় যে, আল্লাহ পাক যদি কখনো 
বায়তু'ল-সুকাদ্দাস মুসলমানদের হাতে ফিরিয়ে দেন তাহলে সেখানে তা স্থাপন 
করা হবে। সালাহুদ্দীন হলব (আলেপ্পো) থেকে মিশ্বরটি নিয়ে আসেন এবং 
মসজিদে আকসায় তা স্থাপন করেন। ২ 


ইসলামী চরিত্রের প্রদর্শনী 
এ সময় সুলতান সালাহুদ্দীন সর্বসমক্ষে যে স্দাশয়তা, উদারতা ও ইসলামী 
আখলাক-চরিত্র প্রদর্শন করেন তা একজন খৃষ্টান এতিহাসিকের মুখেই শুনুন : 
সালাহুদ্দীন এর আগে আর কখনো এতটা উদারমনা ও উন্নত মনোবলসম্পন্ন 
ব্যক্তি হিসাবে নিজেকে পেশ করেন নি, যতটা সেবার করেছিলেন। 
জেরুযালেম মুসলমানদের হাতে সোপর্দ করার মুহুর্তে সালাহুদ্দীনের অধীনস্থ 


, আন-নাওয়াদিরু'স-সুলতানিয়া, ৬৬ পৃ. । 
 তারীব-ই-আবিল- ফিদা ইসমা'দিল, ওয় খণ্ড, ৭৭ পৃষ্ঠা 


২৭৬ সংগ্রামী সাধকদের ইতিহাস 


সৈনিক ও দায়িত্বশীল অফিসারবর্গ শহরের অলি-গলির শৃঙ্খলা রক্ষায় ব্যস্ত 
ছিলেন। তীরা ছিলেন যে কোন ধরনের জুলুম ও বাড়াবাড়ি প্রতিরোধে 
সংকল্পবদ্ধ। ফলে সে মুহূর্তে কোন খৃষ্টানকেই কোনরূপ দুর্যোগের সন্মুখীন 
হতে হয়নি । অত্যন্ত বিশ্বস্ত ও নির্ভরযোগ্য একজন আমীরকে বাব-ই-দাউদ-এ 
মোতায়েন করা হয়েছিল। তীকে নির্দেশ দেওয়া হয়েছিল যেন তিনি এমন 
প্রত্যেক নাগরিককে বাইরে যাবার অনুমতি দেন যে ফিদ্য়া (মুক্তিপণ) 
পরিশোধ করেছে। 

অতঃপর সুলতানের ভাই আল-“আদিল, বাতরীক প্যোট্রিয়র্ক) ও বালিয়ান 

কর্তৃক হাযার হাযার গোলাম আযাদ করার ঘটনা বিকৃত করে বলেছেন 8 

তঃপর সালাহুদ্ীন তীর আমীরদেরকে বললেন ঃ আমার তাই তার নিজের 
পক্ষ থেকে এবং বালিয়ান ও প্যাট্রিয়র্ক বোতরীক) তাদের নিজেদের পক্ষ 
থেকে যথেষ্ট দান-খয়রাত করেছেন। এবার আমার বদান্যতা প্রদর্শনের পালা- 
এই বলে তিনি তাঁর সৈনিককে শহরের অলিগলিতে এই মর্মে ঘোষণা দিতে 
বলেন যে, যে সমস্ত বৃদ্ধের ফিদ্য়া (মুক্তিপণ) পরিশোধের সামর্থ্য নেই তারাও 
মুক্ত; তারা যেখানে ইচ্ছা চলে যেতে পারে। এই ঘোষণার পর বারু'-বা যার 
হতে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আযাদকৃত লোকের দলে দলে বের হতে 
থাকে। এ ধরনের দয়া ও বদান্যতা প্রদর্শন একমাত্র সুলতান সালাহুদ্দীনের 
পক্ষেই ছিল সম্ভব! 

মোট কথা, এভাবেই সুলতান সালাহুদ্দীন পরাজিত ও বিজিত শক্রুদের প্রতি 
একান্তিক উদারতা ও বদান্যতা প্রদর্শন করেন। সুলতানের এই উদারতা, 
বিপরীতে তীর শক্রদের পশুসুলভ বর্বর আচরণের কথাও মনে পড়ে 
ক্লুসেডারগণের ১০৯৯ সালে জেরুসালেম বিজয়ের পর গডফ্রে ট্যাংকার্ড যখ 
সেখানকার গলি-ঘুপচিগুলো অতিক্রম করেছিল তখন মুসলমানদের ওপর তার 
কী জুলুমই না করেছিল! চতুর্দিকে শত শত লাশ পড়ে ছিল এবং আহতদে, 
কাতর আর্তনাদে ভারাক্রান্ত হয়ে উঠেছিল আকাশ-বাতাস। এমতাবস্থায় 
ক্রুসেডারা এসব নিরাপরাধ অসহায় মুসলমানদের ভীষণ যন্ত্রণা দিয়ে হত৷ 
করেছিল এবং জীবিত লোকদেরকে পুড়িয়ে মেরেছিল। কু 'দৃস-এর ছাদে 
বুরুজে যে সব মুসলমান আশ্রয় নিয়েছিল ভুসেডাররা তাদের সেখানেই তীরে 
সাহায্যে এফৌড-ওফৌড় করে নীচে নিক্ষেপ করেছিল। এই পাশবি, 


নুরুদ্দীন যঙ্গী ও সালাহউদ্দীন আয়্যুবী | ২৭৭ 


দীড়িয়ে দয়া-মায়া ও প্রেমের ওয়াজ শুনিয়েছিলেন। তিনি বলেছিলেন £ তারাই 
কল্যাণ ও প্রাচ্যের অধিকারী এবং তাদের ওপরই আল্লাহ্‌র রহমত নাধিল হয় 
যারা দয়া প্রদর্শন করে। খৃষ্টানরা এই পাক ও পবিত্র শহর মুসলমানদের রক্তে 
হোলি খেলবার সময় একদম ভুলে গিয়েছিল তাদের রসূলের এ পবিত্র বাণী। 
এসব নির্দয় ও নির্মম খৃষ্টানদের পরম সৌভাগ্যই বলতে হবে যে, তারা 
পরাজিত হয়ে সুলতান সালাহুদ্বীনের মত উদার হৃদয় সেনাপতির হাতে 
পড়েছিল যিনি অত্যন্ত সহ্বদয়তার সাথে তাদের ভাগ্যের ফয়সালা করেছিলেন। 
আল্লাহ্‌র যতগুলো গুণবাচক নাম আছে তাঁর ভেতর সবচেয়ে বড় নাম 
রাহ্‌'মান ও রাহীম রহম (১৯১) শব্দ থেকে উদ্ভূত । রহম (দয়া) ন্যায়বিচারের 
শিরোভূষণ এবং আল্লাহ্‌র জালালম্বরূপ। যেখানে ‘আদল তথা ন্যায়-বিচার 
স্বীয় এখতিয়ার ও অধিকারের দাবিতে কাউকে হত্যার নির্দেশ দিতে পারে 
সেখানে একমাত্র রহমই তার প্রাণ বাচাতে পারে। 

সুলতান সালাহুদদীনের সমস্ত গুণের ভেতর কেবল এই একটি গুণ সম্পর্কে 
যদি দুনিয়া অবহিত হ'ত, যদি জানতে পারত তিনি কিভাবে জেরুযালেমকে 
অনুগৃহীত করেছিলেন তাহলে তারা এক বাক্যে স্বীকার করত যে, সুলতান 
সালাহুদ্দীন কেবল তীর যুগেরই নন, বরং সর্বযুগের সর্বাপেক্ষা উন্নত 
25 এবং বীরত্ব ও ওঁদার্ষের জীবন্ত প্রতীক 

[| 


ক্রুসেডারদের সয়লাব 


মুসলমানদের হাতে বায়তু*ল-মুকাদ্দাস বিজয় এবং হিত্ীন রণক্ষেত্রে 
খৃষ্টানদের অবমাননাকর পরাজয়ের কারণে গোটা যুরোপে পুনরায় ক্রোধানল জ্বলে 
ওঠে । তারা আছড়ে পড়ে সিরিয়ার শোমের) এই ছোট্ট দেশটির ওপর যেখানে 
যুরোপের প্রায় সকল নামকরা সেনাপতি ও বিখ্যাত সম্রাট যুদ্ধরত ছিলেন। রোম 
সম্রাট কায়সার ফ্রেডারিক, ইংল্যান্ডের সিংহহৃদয় রিচার্ড, ফ্রান্স, সিসিলী ও 
অস্ট্রিয়ার সম্াটবর্ণ, ফ্লাভার্স-এর ডিউক ও নাইটগণ তাদের লৌহবর্ম পরিহিত 
সেনাদল নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। এদের সকলের মুকাবিলায় ছিলেন একাকী 
সুলতান সালাহুদ্দীন এবং তার কতিপয় আত্মীয়-বান্ধব ও মিত্র শক্তি যারা গোটা 
মুসলিম বিশ্বের পক্ষ থেকে খৃষ্টান শক্তিকে প্রতিহত করে যাচ্ছিলেন। | 


= 
১. সুলতান সালাহুদীন-২০২, ২০৫ পৃ. । 


২৭৮ সংগ্রামী সাধকদের ইতিহাস 


সন্ধি ও সুলতানের মিশনের পূর্ণতা সাধন 
অবশেষে পাচ বছরের অব্যাহত রক্তাক্ত যুদ্ধের পর ১১৯২ “ঈসায়ীতে রমলা 
নামক স্থানে ক্লান্ত ও অবসন্ন উভয় পক্ষ সন্ধি স্থাপনে সম্মত হয়। বায়তু'ল- 
মুকাদ্দাসসহ মুসলমানদের বিজিত শহর ও দুর্গগুলো আগের মতই মুসলমানদের 
হাতে থাকে । সমুদ্রোপকুলবর্তী ক্ষুদ্র রাজ্য একরের নিয়ন্ত্রণ খৃষ্টানদের হাতে চলে 
সা 
সালাহুদ্দীন যে দায়িত্ব ও খিদমত নিজের কাধে তুলে নিয়েছিলেন এবং সত্যি 
Ee ale ৮৮১০8 
পরিপূর্ণতা লাভ করে । খৃষ্টান এতিহাসিকের ভাষায় : 
পাচ বছরের অব্যাহত রক্তারক্তির পর পবিত্র যুদ্ধ (?) শেষ হ'ল। ১১৮৭ 
পশ্চিমে তাদের অধিকারে এক ইঞ্চি জায়গাও ছিল না। ১১৯২ “ঈসায়ীর 
সেপ্টেম্বরে যখন রমলার সন্ধি স্থাপিত হয় তখন সূর থেকে শুরু করে য়াফা 
পর্যন্ত সমুদ্রোপকুল এলাকায় এক চিলতে ভূখণ্ড ছাড়া গোটা দেশটাই চলে গেল 
মুসলমানদের অধিকারে । এই সন্ধি স্থাপনের কারণে সালাহুদ্দীনের এতটুকু 
লজ্জিত হবার প্রয়োজন ছিল না । ক্রুসেডাররা যা কিছু জয় করেছিল তার বড় 
অংশটাই ছিল ফিরিঙ্গীদের দখলে । কিন্তু যদি কেবল জান ও মালের দিকটাই 
দেখা হয় তাহলে এ পরিণতি ও ফলাফল ছিল নিতান্তই নগণ্য । রোমের 
পোপের ফরিয়াদ শুনতেই গোটা খৃষ্টান জগত অস্ত্র হাতে তুলে নিয়েছিল। 
জার্মান সম্রাট ফ্রেডারিক, ইংল্যান্ড, ফ্রাস ও সিসিলীর সম্রাট, অস্ট্রিয়ার 
লিওপোন্ড, বার্গাভীর ডিউক, ফ্রান্ডার্স-এর কাউন্ট, শত শত খ্যাতনামা 
সুপরিচিত ব্যারন, সমথ খৃষ্টান জাতিগোষ্ঠীর নাইটকুল, জেরুযালেমের খৃষ্টান 
বাদশাহ এবং ফিলিস্তীনের অন্যান্য খৃষ্টান রাজ্যপাল, দাবিয়া ও আল-বিতার 
শ্রেণীর বড় বড় অশ্বারোহী ব্যস্ত হয়ে পড়ে-কি করে বায়তু'ল-মুকাদ্দাস 
নিজেদের দখলে রাখা যায় এবং জেরুযালেমের নিবু নিবু খৃষ্টান সাম্রাজ্যকে 
আবার সজীব ও তরতাজা করে তোলা যায় । কিন্তু তার পরিণতি কি হ'ল ? 
ইতোমধ্যেই জার্মান সম্রাট ফ্রেডারিক মৃত্যুমুখে যাত্রা করেন এবং তাদের 
স্বধ্মীয় অনেক বড় বড় অভিজাত ও সম্মানিত সাথী এশিয়া ভূ-খপ্ডেই 
চিরনিদ্রায় শায়িত থেকে যায়। পরিণামে জেরুযালেমের ওপর সুলতান 
সালাহুদ্দীনেরই অধিকার প্রতিষ্ঠিত হয়। কেবল এককার সমুদ্বোপকুলবর্তী ছোট্ট 
ও সংক্ষিপ্ত একটি এলাকার ওপর নামেমাত্র খৃষ্টান বাদশাহর কর্তৃত্ব বহাল 


নুরুদ্দীন যঙ্গী ও সালাহউদ্দীন আয়্যুবী ২৭৯ 


থাকে। তৃতীয় ক্রুসেড যুদ্ধে গোটা খৃষ্টান জগতের মিলিত শক্তি মুসলমানদের 
মুকাবিলায় অবতরণ করে । কিন্তু সালাহুদ্দীনের শক্তিতে তারা এতটুকু চিড় 
ধরাতে পারেনি । সালাহুদ্দীনের সৈন্যরা মাসের পর মাস ধরে কঠিন পরিশ্রম 
এবং বর্ষাকালব্যাগী সংশয়ান্ধিত ও বিপজ্জনক খিদমতে নিয়োজিত থাকার 
কারণে ক্লান্তি ও অবসাদে ভেঙে পড়ছিল বটে, কিন্তু তাদের কারো মুখে 
অভিযোগের লেশমাত্র ছিল না। ডাকা মাত্রই যুদ্ধ শেষে হাযির হতে এবং 
একটি নেক কাজে নিজেদের জীবন কুরবানী দিতে তাদের কেউই পিছপা 
হয়নি। সুলতানের অধীনস্থ দজলা (টাইগ্রীস) নদীর দূর-দরাজ রাজ্যগুলোর 
শাসনকর্তাদের মনে এই সার্বক্ষণিক ডাকাডাকির কারণে কিছু না কিছু বিরক্তি 
বা দুর্বলতা আসাটা অসম্ভব কিছু ছিল না, এতদসত্বেও তারা নিজ নিজ 
সেনাবাহিনী নিয়ে সুলতানের খিদমতে রীতিমত হাযিরা দিতে থাকেন বিরাট 
আত্মপ্রত্যয় ও কামনা সহকারে । জওয়ার-ই-সূফ নামক স্থানে শেষ যে যুদ্ধ 
সংঘটিত হয় তাতে মাওসিল-এর সেনাবাহিনী অত্যন্ত বীরত্ব সহকারে লড়াই 
করে। এসব যুদ্ধে সুলতান সর্বদাই মিসর ও ইরাকের সৈন্যদের সাহায্যের 
আশা করেছিলেন। সিরিয়ার উত্তর ও কেন্দ্রীয় ফৌজের নিকট থেকেও 
একইরূপ সাহায্য-সমর্থনের আশা করেছিলেন এবং সে আশা পূর্ণও হয়েছিল। 
ডাকা মাত্রই তারা খাদেমের মতই সুলতানের খিদমতে এসে হাযির হ'ত। কে 
কোন্‌ বংশের কিংবা কে কোন্‌ জাতিগোষ্ঠীর-সেদিকে তাদের লক্ষ্য ছিল না। 
জাতিগত বৈপরীত্য সত্বেও সুলতান তাদেরকে এমন একটি অখণ্ড ও এঁক্যবদ্ধ 
শক্তিতে পরিণত করেছিলেন যে, গোটা বাহিনী যেন এক আত্মায় লীন হয়ে 
গিয়েছিল । মনে হ’ত সবাই যেন একই জাতিগোষ্ঠীর সদস্য । সন্দেহ নেই যে, 
দু’ একবার তাদেরকে একতাবদ্ধ ও অখণ্ড রাখতে সুলতানকে বেশ অসুবিধার 
সম্মুখীন হতে হয়েছে এবং কতক নাধুক মুহুর্ত এমনও গেছে, যখন তাদের 
স্বভাব-প্রকৃতিতে কিছুটা বিচ্ছিন্নতাও লক্ষ্য করা গেছে। এ সব ছোটখাটো 
ব্যতিক্রমের কথা বাদ দিলে নিশ্চিত করেই বলা খায় যে, বিভিন্ন বংশ ও 
জাতিগোষ্ঠীর এই মুসলিম সৈন্যরা ১১৯২ ঈসায়ীর হেমন্ত কাল পর্যন্ত 
সামগ্রিকভাবে সুলতানের নির্দেশাধীন থাকে এবং ১১৮৭ ঈসায়ীতে যে 
অনুপ্রেরণা নিয়ে তারা আল্লাহ্র পথে কাজ করবার জন্য সুলতানের আহ্বানে 
সাড়া দিয়েছিল- শেষাবধি তাদের সে অনুপ্রেরণা বহাল থাকে । এই গোটা 
সময়টাতে সুলতানের অধীনস্থ কোন প্রদেশ যেমন তার থেকে বিচ্ছিন্ন হয়ে 


২৮০ সংগ্রামী সাধকদের ইতিহাস 


যায়নি, তেমনি সুযোগ পায়নি কোন সর্দার কিংবা করদ রাজ্য তীর বিরুদ্ধে 
বিদ্রোহ করার । তীর শুভ ইচ্ছা ও প্রাণান্তকর প্রয়াসের প্রতিচ্ছবি ছিল এই যে, 
তিনি মযবুত থেকে মযবুততরো প্রত্যয় ও নেতৃত্বের শক্তিকেও অনায়াসে 
পরীক্ষায় হারিয়ে দিতেন। কেবল ইরাকে সুলতানের একজন প্রিয়ভাজন 
বিদ্রোহ করেছিল । সুলতান তাকে ক্ষমা চাওয়ার সুযোগ দিয়ে তার সংশোধনের 
ব্যবস্থা করেন। জনগণের ওপর সুলতানের যে অপরিসীম প্রভাব-প্রতিপত্তি 
ছিল, তার প্রমাণ হ'ল, পীচ বছরব্যাপী রক্তাক্ত যুদ্ধের অবসানকালীন মুহুর্তেও 
সুলতান কৃ্দিস্তানের পাহাড়ী এলাকা থেকে শুরু করে নওবা প্রান্তর পর্যন্ত বিস্তৃত 
এলাকার একক অধীশ্বর ছিলেন। শুধু তাই নয়, সুর্দর কৃর্দস্তানের বাদশাহ, 
আর্মেনিয়ার কাছেলীন (তৎকালীন শাসক), কাওনিয়ার সুলতান ও কনস্টান্টি- 
নোপলের সম্রাটও সুলতান সালাহুদ্দীনের সঙ্গে বন্ধুত্ব স্থাপনে গভীরভাবে 
আগ্রহী ছিলেন। কিন্তু সালাহুদ্দীন এ সব দোস্ত ও মিত্রবর্গের কোন বদান্যতা বা 
মহত্ের কাছে বন্দী হননি। বিপদের দিনে ওদের কেউ তাঁর সাহায্যে এগিয়ে 
আসেনি। অবশ্য সাফল্য লাভের পর অনেকেই তাকে মুবারকবাদ জানাতে 
এসেছিল । যুদ্ধ ঘোষণা, শত্রুর সুকাবিলা সব কিছুই সুলতান সালাহুদ্দীন নিজের 
একার দায়িত্বে করেছিলেন। সুলতানের ভাই আল-“আদিল ভিন্ন (তীর 
আবির্ভীবও হয়েছিল একেবারে শেষের দিকে) অন্য কোন লোক, কোন 
সিপাহসালার কিংবা পরামর্শদাতা সম্পর্কে কেউ বলতে পারবে না যে, তিনি 
সুলতানের পরামর্শদাতা কিংবা শুভাকাঙ্কী হিসাবে তাকে আপন প্রভাববলয়ে 
বন্দী করতে পেরেছিলেন। একটি সামরিক উপদেষ্টা পরিষদ অবশ্য ছিল, তবে 
উক্ত পরিষদের কোন একজন সদস্যও সুলতানের দিকে অঙ্গুলি নির্দেশ করে 
বলতে পারত না যে, তার মতই সুলতানকে অপর সদস্যের তুলনায় বেশি 
প্রভাবিত করেছে। ভাই, ভাতিজা, পুত্র, পুরনো বন্ধু-বান্ধব, অধীনস্থ নতুন 
কর্মচারী, সাবধানী কাযী, সতর্ক, বিশ্বস্ত ও নির্ভরযোগ্য উযীর, গৌড়া 
ওয়ায়েজীন ও মোল্লা সবাই একটা বিষয়ে একমত ছিলেন যে, যুদ্ধ করতে হবে, 
করতে হবে জিহাদ । শুধু মুখের কথায় নয়, কাজে-কর্মেও তারা এ জিহাদে 
শরীক ছিলেন। রক্তাক্ত যুদ্ধের সঙ্গীন ও নাযুক মুহুর্তেও সবাই ছিলেন একই 
কণ্ঠে উচ্চকিত, একই দেহ ও একই প্রাণে লীন। সুলতান সালাহুদ্দীনের 
মন-মানস ও তীর অভিপ্রায়ই এভাবে সকলকে একই লক্ষ্যাভিসারী করে 
তুলতে পেরেছিল।১ ট 
১, সুলতান সানাহুদীন-৩১০-৩১২ পৃ. । 


নুরুদ্দীন যঙ্গী ও সালাহউদ্দীন আয়্যুবী ২৮১ 
ওফাত 
আপন দায়িত্‌ যথাযথভাবে পালন করে এবং মুসলিম জাহানকে ক্রুসেডারদের 
গোলামীর ভয়াবহ বিপদ থেকে উদ্ধার করে ৫৮৯ হিজরীর ২৭শে সফর ইসলামের 
এই বিশ্বস্ত সন্তান দুনিয়া থেকে চিরবিদায় নেন। তখন তীর বয়স ছিল ৫৭ বছর ।* 
কাষী বাহাউদ্দীন ইব্‌ন শাদ্দাদ সুলতানের ওফাতকালীন অবস্থা বর্ণনা করতে গিয়ে 
বলেন: 
২৭শে সফর ছিল সুলতানের রোগাক্রান্ত হবার দ্বাদশ দিবস। এ দিন তীর 
অসুস্থতা কঠিন আকার ধারণ করে, দেহের শক্তি-হ্াস পায়। ইমায়ু'্ল-কিলাসা 
শায়খ আবূ জা“ফরকে, যিনি খুবই নেককার ও বুযুর্গ লোক ছিলেন, সুলতানের 
অবস্থাদৃষ্টে দুর্গের ভেতরেই রাত কাটাবার অনুরোধ জানানো হয়। না জানি, 
সুলতানকে শেষ তালকীন দিতে পারেন, সুলতান যেন অন্তিম মুহূর্তে আল্লাহ্র 
নাম নিতে পারেন। রাতের বেলার হাবভাব দেখে মনে হচ্ছিল, সুলতান তার 
শেষ সফরে রওয়ানা হবার সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে ফেলেছেন। এমতাবস্থায় শায়খ 
আবু জাফর তার নিকট বসে কুরআন তিলাওয়াত ও যিকর-আযকারে মশগুল 
হয়ে পড়েন। তিন দিন আগে থেকেই সুলতানের মধ্যে এক ধরনের স্থৃতিবিভ্রম 
ও অসতর্কাবস্থা লক্ষ্য করা যাচ্ছিল। কখনো-সখনো তিনি সম্পূর্ণ প্রকৃতিস্থ হয়ে 
উঠছিলেন। শায়খ আবু জাফর তিলাওয়াত করতে করতে যখন (সূরা 
হাশরের) 4311 21০- SA 21 5 ভে হা] ya তে গিয়ে পৌছেন তখন সুলতান 
শেষবারের মত হুশ ফিরে পান। তার ঠোটের কোণে মুচকি হাসি ভেসে ওঠে । 
দু'চোখ মেলে ধরেন তিনি এবং বলেন ৪ ঠিক কথা । এই বলেই তিনি চিরতরে 
চোখ বন্ধ করে ফেলেন। সেদিন ছিল ২৭শে সফর বুধবার ফজরের ওয়াক্ত। 
ইতিহাসে আর আসেনি। শহর দুর্গ সর্বত্র এক ভয়াবহ অবস্থা বিরাজ করতে 
থাকৈ ৷ গোটা পরিবেশটাই থম থমে হয়ে ওঠে । আমি আগে যখন শুনতাম যে, 
লোকে অপরের জন্য নিজেকে বিলিয়ে দিতে পারে তখন মনে করতাম, এটা 
একটা কথার কথা কিন্তু সেদিন বুঝতে পারলাম, খোদ আমি ও আমার মত 
আরও অনেকেই ছিলেন যারা সুলতানের জীবনের বিনিময়ে নিজেদের 
জীবনকে কুরবানী দিতে তৈরি ছিলেন যদি এ কুরবানী দিয়ে সুলতানকে 
বাঁচানো সম্ভব হ'ত।১ 
১. সুলতানের জন্ম ৫৩২ হিজরীতে আবু'ল-ফিদা-৩য় খণ্ড, ৯০ পৃ.) । 


২৮২ সংগ্ামী সাধকদের ইতিহাস 


সম্পত্তি হিসাবে একটি মাত্র দীনার (স্বর্ণ মুদ্রা) এবং ৪৭টি দিরহাম (রৌপ্য মুদ্রা) 

রেখে গিয়েছিলেন। নিজের বলতে তীর কোন জায়গা-জমি, বাগ-বাগিচা, কৃষি ' 
ভূমি কিংবা বসতবাটি কিছু ছিল না। জানাযা ও দাফন-কাফনে তার পরিত্যক্ত 

সম্পত্তি থেকে একটি পয়সাও ব্যয়িত হয়নি, সব কিছুই ধার করে করা হয়েছিল, 

এমন কি কবরের ওপর বিছাবার জন্য দরকারী ঘাসটুকুও কর্জের মাধ্যমে সংঘহ 

করা হয়েছিল । কাফনের কাপড়ুটুকুর ব্যবস্থা করেছিলেন তীর উষীর ও সচিব কাধী 

ফাষেল আপন বৈধ ও হালাল উপার্জন থেকে১। 


দরবেশ চরিত্রের সুলতান 
কাবী ইবনে শাদ্দাদ সুলতানের জীবন-চরিব্র, আচার-ব্যবহার ও বৈশিষ্ট্যাবলী 


- সম্পর্কে বলেছেন : 


সুলতান খুবই কট্টর ও বিশুদ্ধ ‘আকীদার মুসলমান ছিলেন। ‘আকীদার দিক 
দিয়ে তিনি আহলে সুন্নাত ওয়া'ল-জামা'আতের পরিপূর্ণ অনুসারী ছিলেন। 
ফরয সালাত ও ওয়াজিব আদায়ের ক্ষেত্রে অত্যন্ত পাবন্দ ছিলেন তিনি। 
একবার তিনি বলেছিলেন ঃ বছরের পর বছর গুজরে গেছে, এক ওয়াক্ত 
সালাতও বিনা জামা'আতে আমি আদায় করিনি। রোগাক্রান্ত অবস্থায়ও তিনি 
ইমামকে ডেকে পাঠাতেন এবং স্বাভাবিকভাবে দীড়িয়ে তার পেছনে সালাত 
আদায় করতেন । নির্ধারিত সুন্নতগুলো তিনি হামেশা পালন করতেন । রাতের 
বেলা যথাসম্ভর নফল পড়তেন, আর রাতের নফল যদি কোন দিন কাযা হয়ে 
যেত তাহলে শোফি“ঈ মযহাব অনুযায়ী) ২ ফজরের সালাতের পূর্বেই তা আদায় 
করে নিতেন। দুনিয়া থেকে চিরবিদায় নেওয়ার পূর্ব মুহূর্তে রোগাক্রান্ত 
অবস্থায়ও তাকে দীড়িয়ে সালাত আদায় করতে দেখা গেছে। বেহুশ থাকা 
অবস্থায় কেবল তিন দিন তিনি সালাত আদায় করতে পারেননি। সারা জীবনে 
তার ওপর যাকাত ফরয হবার সুযোগ আসেনি। কারণ কোন সময়ই তীর 
নিকট এমত পরিমাণ সম্পদই জমা হয়নি যার ওপর যাকাত ফরয হতে পারে। 
তাঁর সমস্ত ধন-সম্পদ দান-খয়রাতে ব্যয় হয়েছে। মৃত্যুকালে ভিনি কেবল ১টি 
দীনার ও ৪৭টি দিরহাম রেখে যান। এ ছাড়া আর কোন স্থাবর-অস্থাবর সম্পত্তি 


৬২৫ ০০৯ ০০. 
১. জান-নাওয়াদিরু'স-সুলতানিয়া-২৪৯-৫০। 
২. সুলতান শাফি'ঈ মযহাবের অনুসারী ছিলেন। 


নুরুদ্দীন যঙ্গী ও সালাহউদ্দীন আয়্যুবী ২৮৩ 


তিনি রেখে যাননি । রমযানে কঠোরতার সঙ্গে সিয়াম পালন করতেন; এ 
ক্ষেত্রে এতটুকু শৈথিল্যও তিনি দেখান নি। কয়েকটি রোযা তীর যিম্মায় বাকি 
ছিল এবং তা কাযী ফাযেলের ডাইরীতে লিপিবদ্ধ ছিল। ওফাতের আগে খুবই 
সুচারুরূপে তিনি সেগুলোর কাযা আদায় করেন। কঠিন রোগাক্রান্ত অবস্থায় 
চিকিৎসকেরা তাঁকে এ থেকে নিবৃত্ত রাখতে চেষ্টা করেছিল। কিন্তু তিনি 
জওয়াবে বলেন £ঃ আগামীকালের অবস্থা সম্পর্কে আমি আদৌ অবহিত নই। 
শেষ পর্যন্ত কাযা আদায়ের পর পরই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। 


হজ্জ করতে খুবই আগ্রহী ছিলেন, কিন্তু একবারের তরেও সে সুযোগ তিনি 
পাননি। যে বছর সুলতানের ওফাত ঘটে, সে বছর এ আগ্রহ তার প্রবল 
আকার ধারণ করেছিল; কিন্তু মৃত্যু তাকে সে সুযোগ দেয়নি । কুরআন মজীদ 
শোনার আগ্রহ ছিল তীর প্রবল ৷ কখনো কখনো তিনি বুরুজে পাহারাদারদের 
থেকে দু’-তিন পারা কিংবা চার পারার মত তিলাওয়াত শুনে নিতেন। অত্যন্ত 
বিনম্র, ভীত ও দ্রবীভূত অন্তঃকরণের অধিকারী ছিলেন তিনি । কুরআন মজীদ- 
এর তিলাওয়াত শ্রবণে অধিকাংশ সময় তাঁর চক্ষু অশ্রুসিক্ত হয়ে উঠত । হাদীছ 
শ্ববণেও তিনি সমান আগ্রহী ছিলেন। হাদীছের পাঠ চলাকালে তিনি 
লোকদেরকে ভক্তিভরে উপবেশন করবার নির্দেশ দিতেন । হাদীছের ক্ষেত্রে 
মজলিসে গিয়ে হাদীছ শ্রবণ করতেন । তিনি হাদীছের দর্স দিতেও আগ্রহী 
ছিলেন। কোন হাদীছ যদি উপদেশাত্মক ও শিক্ষামূলক হ’ত তাহলে তীর চক্ষু 
অশ্রুপূর্ণ হয়ে উঠত একেবারে যুদ্ধের ময়দানেও তিনি কয়েকবার দু'সারির 
মাঝে দাড়িয়ে হাদীছ শুনেছেন, কেননা এটি বিশেষ ফযীলতের মুহুর্ত ৷ ধর্মীয় 
প্রথা-পদ্ধতি ও রীতিনীতিকে তিনি বেশ তা'জীম করতেন মুলহিদ 
ধের্মবিরোধী) সুহরাওয়াদী-কে তীর ইঙ্গিতে তৎপুত্র আল-মালিকু'জ-জাহির 
হত্যা করে। আল্লাহ্র ওপর ছিল তীর অগাধ বিশ্বাস। অত্যন্ত নাযুক 
মুহূর্তগুলোতে তিনি আল্লাহ্‌র দিকেই ফিরে যেতেন এবং একমাত্র তাঁরই 
সাহায্য কামনা করতেন। 

একবার বায়তু'ল-সুকাদ্বাসের নিরাপত্তা নিয়ে কঠিন বিপদ দেখা দেয়। 
বিপদটা এসেছিল নিকটেই অবস্থানরত ক্রসেডারদের পক্ষ থেকে ৷ বায়তু'ল- 
মুকাদ্দাস নিয়ে সুলতান গভীর চিন্তায় নিমগন । জুমু'আর রাত্রি। শীতের 
প্রকোপপূর্ণ রাতে আমি একা তীর খিদমতে হাযির । আমরা দু'জনে রাতভর . 
যিক্র-আধকার ও দু'আর মধ্যেই কাটিয়ে দিলাম । সুলতানের মেযাজে 


২৮৪ সংগ্রামী সাধকদের ইতিহাস 


অধিকাংশ সময়ই অস্থিরতা পরিলক্ষিত হচ্ছিল । সারা রাত জেগে কাটাবার 
কারণে আমি আশঙ্কা করছিলাম, না জানি, সুলতান তীর মানসিক ভারসাম্য 
হারিয়ে ফেলেন! সুলতানকে কিছুক্ষণ বিশ্রাম নেবার জন্য বললাম । সুলতান 
বললেন £ ঘুমের অভাব তোমাকে বেশ পীড়া দিচ্ছে দেখতে পাচ্ছি, আর সে 
জন্যই তুমি আমাকে ঘুমোবার পরামর্শ দিচ্ছ? এই বলে তিনি উঠে পড়লেন। 
অল্পক্ষণ পরেই মুওয়াযযিন ভোরের আযান হাকল। সাধারণত ফজর আমরা 
এক সঙ্গেই পড়তাম । হাখির হয়ে দেখতে পেলাম, তিনি সেখানে ওযু করছেন। 
আমাকে দেখে বলে উঠলেন ঃ মুহুর্তের জন্যও আমি দু'চোখের পাতা এক 
করিনি। এরপর আমরা সালাতে মশগুল হয়ে গেলাম। হঠাৎ আমার মনে 
একটা ভাবের উদয় হ'ল। আমি আরয করলাম : আমার মস্তিষ্কে একটা কথার 
উদয় হয়েছে। আমার বিশ্বাস তা উপকারী প্রমাণিত হবে । আপনি আল্লাহ্‌র 
দিকে প্রত্যাবর্তন করুন এবং তীরই সমীপে কান্নাভেজা কণ্ঠে দু'আ করতে 
থাকুন। বিশ্বাস করুন, একমাত্র আল্লাহই পারেন এই মুশকিল আসান করতে । 
“কি ভাবে তা সম্ভব?” সুলতান প্রশ্ন করলেন। আমি বললাম : আজ শুক্রবার, 
জুমুআর দিন। মসজিদে যাবার আগে গোসল সের নিন। মসজিদে আকসার 
সেই জায়গায় গিয়ে সালাত আদায় করুন যেখান থেকে হুযুর (সা) মি'রাজে 
তশরীফ নিয়ে গিয়েছিলেন, আর কোন বিশ্বস্ত লোকের মারফত এমনভাবে 
সাদকা করুন, যেন কেউ তা জানতে না পারে । এরপর আযান ও ইকামতের 
মধ্যব্তীতে দু’ রাকাত সালাত আদায় করুন। হাদীছে এর বিরাট ফযীলত 
বর্ণনা করা হয়েছে। এরপর সিজদায় গিয়ে আল্লাহ্র নিকট আরয করুন : 
আল্লাহ রাববু'ল-'আলামীন! বস্তুগত সকল উপায়-উপকরণ ও পার্থিব সকল 
আশ্রয় আমার ধুলিসাৎ হয়ে গেছে। তোমার দীনের সাহায্য ও বিজয়ের কেবল 
একটাই অবলম্বন রয়ে গেছে। আর তা হ'ল, আমি শুধু তোমারই আস্তানায় 
মাথা ঝুঁকাব এবং তোমারই আশ্রয়কে সুদৃঢ়ভাবে আঁকড়ে ধরব। এখন কেবল 
তুমিই ভরসা, তুমিই আশ্রয়দাতা ও মদদগার ৷ আমার দৃঢ় বিশ্বাস, আল্লাহ পাক 
আপনার দু'আ কবুল করবেন। 

সুলতান তাই করলেন। আমি আমার চিরদিনের অভ্যাস মাফিক তার পাশে 
দীড়িয়ে সালাত আদায় করলাম । আমি দেখতে পেলাম, তিনি সিজদায় পড়ে 
আছেন। চোখের পানিতে তার দীড়ি ভিজে গেছে এবং জায়নামাযের ওপর 
উপটপ করে তা ঝরে পড়ছে। তিনি কি দু'আ করলেন আমি শুনিনি। কিন্তু 
সেদিনই তীর দু'আ কবুল হবার আলামত দেখতে পেলাম । ভ্রুসেডারদের 


নৃরুদ্বীন যঙ্গী ও সালাহউদ্দীন আয়্যুবী ২৮৫ 


মধ্যে অনৈক্য, বিশৃঙ্খলা ও অস্থিরতার প্রকাশ ঘটতে দেখা গেল। উপযুঁপরি 
সান্তবনাদায়ক খবর পেতে লাগলাম আমরা । সোমবার ভোরবেলা পর্যন্ত ময়দান 
একেবারে সাফ হয়ে গেল। আক্রমণকারী ফৌজ বায়তু'ল-মুকাদ্দাস বিজয়ের 
খেয়াল ছেড়ে রমলার দিকে চলে যায় । ১ 


সর্বোত্তম চরিত্র-আখলাক 

“ইবাদত-বন্দেগী ও উত্তম আমলের সাথে তাঁর মধ্যে উত্তম শাসকসুলভ গুণ, 
ন্যায়বিচার, ক্ষমাশীলতা, সহিষ্ণুতা, দানশীলতা, মানবতাবোধ, আভিজাত্য, ধৈর্য, 
শৌর্য-ীর্য, উদার্য ও উন্নত মনোবলের ন্যায় মহান গুণাবলীও ছিল! 


কাষী ইবনে শাদ্দাদ বলেন : 

সপ্তাহে দু'বার-সোমবার ও বৃহস্পতিবার সুলতানের দরবারে সাধারণের 
প্রবেশাধিকার ছিল। ফকীহ (আইনজ্ঞ ও ব্যবহারজীবী), কাষী (বিচারক), 
'আলিম-স্উলামা ও মোকদ্দমার বাদী-বিবাদীরা এ দিন তীর দরবারে হাযির 
হ’ত। ছোট-বড় ও আমীর-গরীবদেরও তীর দরবারে আসবার ঢালাও অনুমতি 
ছিল। দেশে অবস্থানকালে কিংবা সফরে কোন অবস্থাতেই এই সাধারণ 
নিয়মের ব্যত্যয় ঘটত না। রাত্রি দিনে অন্তত একবার তিনি মামলা সম্পর্কিত 
বিষয় নিয়ে বসতেন এবং রাষ্ট্রীয় কার্যাদিও দেখাশোনা করতেন রাষ্ট্রীয় 
ফরমান ও চিঠি-পত্রাদির ওপর স্বয়ং দস্তখত করতেন। অভাবী কিংবা বিপন্ন 
কোন লোককে তিনি তীর দরবার থেকে কখনই ব্যর্থ ও নিরাশ হয়ে ফিরে 
যেতে দিতেন না। এত দায়িত্ব পালন সত্তেও তিনি যিকর-আযকার ও কুরআন 
তিলাওয়াত থেকে গাফিল থাকতেন না। 

কেউ কোন ফরিয়াদ কিংবা শেকায়েত (অভিযোগ) পেশ করলে তিনি নিজে 
দীড়িয়ে তা শুনতেন, ফরিয়াদীকে সান্ত্বনা দিতেন এবং তার মামলার ব্যাপারে 
পরিপূর্ণ আগ্রহ ও উৎসাহ প্রদর্শন করতেন। একবার একজন সাধারণ গোছের 
লোক সুলতানের ভ্রাতুম্পুত্র 'তকীউদ্দীনের বিরুদ্ধে (যিনি সুলতানের খুবই 
প্রিয়ভাজন ছিলেন) মামলা দায়ের করে । সুলতান তক্ষুণি তাঁকে তলব করেন 
এবং নিজেই মামলার শুনানি নেন। একবার একটি লোক তো স্বয়ং সুলতানের 
বিরুদ্ধেই মামলা দায়ের করে বসে সুলতান নিজেই ব্যাপারটা তদন্ত করে 
দেখেন। যদিও দাবিদারের হক তাতে প্রমাণিত হয়নি, কিন্তু তথাপিও সুলতান 


৮২১ ৯ 
১. আন-নাওয়াদিরু'স-সুলতানিয়া-৫, ১০ পৃ. । 


২৮৬ সংঘামী সাধকদের ইতিহাস 


তাকে একেবারে ব্যর্থ ফিরে যেতে দেননি। তাকে খেলাত ও অন্যান্য মালামাল 
দিয়ে বিদায় করেন। 

তিনি অত্যন্ত ধৈর্যশীল ও সহিষ্ণু মেযাজের ছিলেন। এ্তিহাসিক ইবনে 

খাল্লিকান বলেন : 

তিনি তার বন্ধু-বান্ধব ও খাদেমদের ছোটখাট দোষ-ক্রুটি উপেক্ষা করতেন। 
তিনি এমন কোন কথা যদি শুনতেন যা তাঁকে কষ্ট দিত তাহলে তক্ষুণি তা 
হযম করে ফেলতেন, অন্য কাউকে তা বুঝতেই দিতেন না। একবার তিনি 
পানি চাইলেন। পানি এল না। তিনি আবারও পানি চাইলেন। এবারও এল 
না। পরপর পাঁচবার এ ধরনের ঘটনা ঘটল। শেষাবধি তিনি বললেন $ বন্ধুরা! 
আমি তো পিপাসায় মারা যেতে চললাম । ইতোমধ্যেই পানি এল ৷ তিনি পান 
করলেন। কিন্তু বিলম্বের কারণে কাউকেই কিছু বললেন না ।১ একবার তিনি 
কঠিন অসুখ থেকে ওঠেন। গোসল করে পরিপূর্ণ স্বস্তি লাভ করবেন- এই 
আশায় হাম্মামে গেলেন। পানি ছিল গরম । ঠাণ্ডা পানি চেয়ে পাঠালেন । খাদেম 
গিয়ে পড়ে। দুর্বলতা হেতু তিনি এতে বেশ কষ্ট পান। তিনি পুনরায় ঠাণ্ডা পানি 
চাইলেন। এবার ঠাণ্ডা পানির পুরো পাত্রটাই পড়ে যায় এবং সমস্ত পানি 
সুলতানের ওপর গিয়ে পড়ে। সুলতান মরতে মরতে বেঁচে যান। এত কিছুর 
পরও তিনি কেবল এতটুকু বললেন ৪ আমাকে যদি মেরে ফেলার ইচ্ছাই করে 
থাক তাহলে তা পরিষ্কার বলে ফেল। খাদেম তার এই অসাবধানতার জন্য 
ক্ষমা প্রার্থনা করে। সুলতান নিশ্চুপ হয়ে যান। এজন্য তাকে আর কৈফিয়তের 
কাঠগড়ায় দীড় করান নি।২ 


কাযী ইবনে শাদ্দাদ ফৌজের সেনানায়কদের ভুল-ভ্রান্তি এবং সুলতানের 
ক্ষমাশীলতা ও সহিষ্ণুতার কতিপয় বাস্তব ঘটনা লিপিবদ্ধ করেছেন।৩ 


সুলতানের বদান্যতার অবস্থা ছিল এমন যে, (ইবনে শাদ্দাদের ভাষায়) তা 

কোন সময় বিজিত প্রদেশ অন্যকে দান করে দেওয়া পর্যন্ত পৌছে যেত। তিনি 

আমেদ জয় করেন। ইবনে কুরা আরসালান নামক জনৈক সর্দার তা চেয়ে 

বসে। তিনি তাকে তা দিয়ে দেন। এমন মুহুর্তও দেখা গেছে যে, নিজের 

সামান-আসবাব বিক্রি করেও আগত প্রতিনিধি দলকে উপহার-উপটৌকনাদি 
১, তারীখ-ই-: * তরজমা-সুলতান সালাহদীন। 


নুরুদ্দীন যঙ্গী ও সালাহউদ্দীন আয়্যুবী ২৮৭ 


দিয়ে তিনি তুষ্ট করছেন। রাজকোষের কর্মচারীবৃন্দ তীর নাযুক মুহূর্তে যাতে 
কাজে আসে সেজন্য কিছু কিছু অর্থ লুকিয়ে রাখত । তাদের ভয় ছিল, সুলতান 
যদি জেনে ফেলেন যে, রাজকোষে অর্থ জমা আছে তাহলে তিনি তা অবিলম্বে 
খরচ করে ফেলবেন একবার তিনি অন্যের উদাহরণ টেনে বলেছিলেন £ কিছু 
লোক এমনও হতে পারে যাদের কাছে অর্থ ও মাটির মধ্যে তেমন কোন 
পার্থক্য নেই; দুটোকেই তারা একই দৃষ্টিতে দেখে। আমি জানি, এ কথা বলে 
তিনি তার নিজের অবস্থাই বুঝিয়েছেন ।১ 

তার মানবতা ও ভদ্রতাবোধ এতই প্রকট ছিল যে, কোন আগন্তুক ও 
দর্শনার্থীকেই তিনি রিক্ত হস্তে বিদায় করতেন না- চাই সে কাফির, মুশরিক 
অথবা য়াহুদী হোক। সায়দার শাসনকর্তা একবার তীর সাথে সাক্ষাত করেন! 
তিনি তাকে খুবই খাতির-যত্বু করেন, নিজরে সাথে বসিয়ে খানা খাওয়ান এবং 
সেই সাথে তাকে ইসলামের দাঁ“ওয়াতও দেন। অন্য কোনভাবে নয়, বরং 
ইসলামের শ্রেষ্ঠত্ব ও সৌন্দর্য বর্ণনা করে তিনি তাকে ইসলাম গ্রহণে উদ্ধুদ্ধ 
করেন। তার মনুষ্যত্ব ও শরাফতীর শ্রেষ্ঠতম নিদর্শন এই যে, তীর সর্বাপেক্ষা 
বড় প্রতিপক্ষ রিচার্ড অসুস্থ হয়ে পড়লে তিনি তীর জন্য পথ্যস্বরূপ বরফ ও 
ফল-ফলারি প্রেরণ করেন । ২ 

সুলতান খুবই উদারহৃদয় ও দরদী চিত্তের মানুষ ছিলেন। জুলুম-অত্যাচার 
কষ্ট তাঁর কাছে ছিল একেবারে অসহ্য । ইবনে শাদ্দাদ বলেন ঃ একবার এক 
বৃদ্ধা খৃষ্টান মহিলা তাঁর নিকট এল । সে বুক চাপড়ে কীদছিল। সুলতান তার 
কান্নার কারণ জিজ্ঞেস করেন। জওয়াবে বৃদ্ধা জানায় $ আমার ছোট্ট 
বাচ্চাটিকে এক ডাকু এসে তীবু থেকে ছিনিয়ে নিয়ে গেছে। সারা রাত আমি 
কেঁদে কাটিয়েছি । সুলতানের জনৈক লোক আমাকে বলল ঃ সুলতান খুবই 
মেহেরবান ও স্নেহপরায়ণ । আমি তোমাকে তাঁর কাছে পৌছে দিচ্ছি। তুমি 
গিয়ে ফরিয়াদ জানাও । সে-ই আমাকে আপনার খেদমতে পৌছে দিয়েছে। 
আমি আমার বাচ্চা আপনার কাছ থেকেই নিতে চাই। সুলতান তার এই 
অবস্থাদৃষ্টে খুবই ব্যথিত হন। তীর চোখ অশ্রুসজল হয়ে ওঠে। সঙ্গে সঙ্গে 
তিনি একটি লোককে সৈনিকদের বাজারে পাঠিয়ে দেন, কে এই মহিলার 
বাচ্চাটিকে খরিদ করেছে তা খুঁজে বের করতে এবং যে কোন মূল্য দিয়ে 


১. আন-নাওয়াদিরু"স-সুলতানিয়া, ১৩-১ 
২. সিল পে ইমামুদ্দীন আল-কাতিব । 


২৮৮ সংগ্রামী সাধকদের ইতিহাস 


হোক বাচ্চাটিকে ফেরত নিয়ে আসতে ৷ অল্পক্ষণ পরেই দেখা গেল, লোকটি 
অশ্বপৃষ্ঠে করে বাচ্চাটিকে কীধে বয়ে নিয়ে আসছে। বাচ্চাটিকে দেখা মাত্রই 
বৃদ্ধা মাটিতে লুটিয়ে পড়ল এবং কপাল ঠেকিয়ে অনেকক্ষণ ধরে কি যেন 
বিড়বিড় করে বল ।'তঃপ্র হট চিত্তে আপন বাচাটিকে কোনে নিয়ে কিরে 
গেল। 

কাষী ইবনে শাদ্দাদ বলেন ৪ সুলতান যখন কোন ইয়াতীম (পিতৃমাতৃহীন) 
শিশু দেখতেন অমনি তার সঙ্গে স্নেহ কোমল কণ্ঠে আলাপ জুড়ে দিতেন, তার 
অন্তর জয়ের চেষ্টা করতেন, তাকে কিছু উপহার-সামগ্রী দিতেন এবং তার 
লালন-পালনের কেউ না থাকলে নিজের পক্ষ থেকে তার লালন-পালনের 
ব্যবস্থা করতেন। বয়োবৃদ্ধ কোন লোক দেখলে তাকে তিনি খুব সমীহ করতেন 
এবং তার সঙ্গে সৌজন্যমূলক আচরণ করতেন।২ 


পুরুযষোচিত গুণাবলী 
সুলতানের ধৈর্য ও দৃঢ়তা ছিল অপরিসীম । কাষী ইবনে শাদ্দাদের বর্ণনা 


একবার তিনি কোমর থেকে হাঁটু পর্যন্ত এত বেশী ঘা ও ফৌড়ায় আক্রান্ত 
হয়েছিলেন যে, ওঠাবসা করা তার জন্য অত্যন্ত কষ্টকর হয়ে দীড়িয়েছিল, এমন 
কি দস্তরখানে বসে তিনি খানাও গ্রহণ করতে পারছিলেন না। এতদসত্বেও 
শত্রুর সুকাবিলায় তিনি ছিলেন বাধা কোমরে খাড়া । আমি তাঁকে সকাল থেকে 
মাগরিব অবধি অস্থপৃষ্ঠে রণক্ষেত্রে এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত বরাবর 
কষ্ট তিনি ধৈর্য সহকারে সহ্য করছিলেন। আমি বিশ্বয় প্রকাশ করলে তিনি 
বলতেন ঃ অস্পৃষ্ঠে সওয়ার হবার পর ব্যথা-বেদনার আর কোন অনুভূতি 
আমার থাকে না।৩ 

এক যুদ্ধে অসুস্থাবস্থায়ও তিনি শত্রুর পশ্চাদ্ধাবন অব্যাহত রাখেন। এক রাত্রে 
আমি ও চিকিৎসক সুলতানের সেবায় নিয়োজিত ছিলাম এবং তীর মন প্রফুল্ল 
রাখতে চেষ্টা করছিলাম ৷ সুলতান কখনো শয়ন করছিলেন, আবার কখনো 
জেগে উঠছিলেন। এভাবেই তোর হয়ে গেল। সঙ্গে সঙ্গে সুলতান অস্বপৃষ্ঠে 
চড়ে বসলেন এবং আপন সন্তানদেরকে সর্বাগ্রে আল্লাহ্‌র পথে জিহাদের 
ময়দানে পাঠিয়ে দিলেন। একে একে তিনি বাকি সবাইকেও আল্লাহ্‌র নামে 

১. আন-নাওয়াদিরু-দ-সুলতানিয়া, ২৬ পৃ.; ২. প্রাগুক্ত, ২৮ পৃ.; ৩. প্রাগুক্ত, ১৮ পৃ.) 


নূরুদ্দীন যঙ্গী ও সালাহউদ্দীন আয়্যুবী ২৮৯ 


উৎসর্গ করে সমরক্ষেত্রে পাঠিয়ে দিলেন । কেবল আমি ও চিকিৎসক থেকে 
গেলাম ৷ সন্ধ্যা অবধি সুলতান যুদ্ধের তত্ত্বাবধানেই ব্যস্ত রইলেন। রাত্রি বেলা 
সেনাবাহিনীকে সশস্ত্র সতর্কাবস্থায় অতিবাহিত করবার অনুমতি দেওয়া হ'ল। 
অতঃপর আমরা সুলতানসহ তীবুতে প্রত্যাবর্তন করলাম ।১ 
সুলতানের বীরত্বও ছিল তুলনাহীন। কাষী ইবনে শাদ্দাদের বর্ণনা মতে : 

সুলতান দিনে দু'একবার শত্রুর আশেপাশে টহল দিয়ে ফিরতেন। প্রচণ্ড যুদ্ধ 
চলাকালে সুলতান একাকী অশ্বপৃষ্ঠে আরোহণ করে সৈন্যব্যুহের মাঝখানে 
টহল দিয়ে বেড়ীতেন। আরোহীশুন্য ও অন্ত্রসঙ্জিত একটি অশ্ব সহিসের সঙ্গে 
থাকত । তিনি তাবু থেকে বের হয়ে বাম পার্খের ব্যুহ পর্যন্ত সৈন্যদলের ভেতর 
ঢুকে পড়তেন, অতঃপর কাতার ভেদ করে বেরিয়ে যেতেন। বিভিন্ন ফৌজী 
প্রাটুনকে ডেকে তিনি তাদেরকে উপযুক্ত স্থানে অবস্থান নেবার কিংবা সম্মুখে 
অগ্রসর হবার নির্দেশ দিতেন! তিনি কতটা নিরুদ্বেগ, প্রশান্ত ও ভয়শূন্য ছিলেন 
তা নিম্নের ঘটনা থেকে অনায়াসে অনুমান করা যাবে । একবার আমি তাকে 
বললাম $ সুলতান বিভিন্ন সময় হাদীছ শুনেছেন, কিন্তু কখনো ঠিক যুদ্ধ 
চলাকালে সেনাকাতারের মাঝখানে দাড়িয়ে হাদীছ শোনার সুযোগ তীর 
ঘটেনি। এ সৌভাগ্যও যদি হয়ে যায় তাহলে খুব ভাল হয়। অনন্তর সুলতান 
কাতারের মাঝখানে দীড়িয়ে হাদীছ শ্রবণ করলেন।২ শত্রুর সংখ্যাশক্তিকে 
কখনই তিনি গ্রাহ্যের মধ্যে আনতেন না এবং এটা তীর মন-মানসেও কোন 
প্রভাব ফেলতে পারত না। কখনো কখনো পীচ-ছয় লক্ষের বিরাট শত্রু 
বাহিনীরও তিনি মুকাবিলা করেছেন, কিন্তু মোটেই ভীতিগ্রস্ত হননি, বরং 
আল্লাহ্‌র মেহেরবানীতে জয় লাভই করেছেন। তীর ক্ষুদ্র বাহিনীর কাছে বিরাট 
শরুবাহিনী হতাহত হয়েছে, বন্দী হয়েছে।ও 

একবার সত্তরেরও কিছু বেশী শত্রু জাহাজ এককায় (একরে) আগমন করে। 
আমি “আসর থেকে মাগরিব পর্যন্ত জাহাজগুলো গণনা করলাম । কিন্তু 
সুলতানের চেহারায় উদ্বেগের কোন চিহ্নই ছিল না। একবার সবচেয়ে বড় যুদ্ধে 
মুসলমানদের পদশ্বলন ঘটে মধ্যবর্তী ব্যুহ পর্যন্ত তারা নিজেদের স্থান 
পরিত্যাগ করে! মুসলমানদের পতাকা পর্যন্ত ভূলুষ্ঠিত হয়ে পড়ে। এত কিছুর 
পরেও সুলতান কতিপয় সঙ্গী-সাহীসহ স্বস্থানে অটল থাকেন। তিনি পাহাড় 


১. আন-নাওদিরন-সুলভানিয়া, ১৯ পৃ.॥ 
২ টি ১৫ পৃ 
ঙঞ 


সংগ্রামী সাধকদের ইতিহাস-(১ম)-১৯ 


২৯০ সংগ্রামী সাধকদের ইতিহাস 


পেছনে ফেলে দাড়িয়ে যান, মুসলমানদের চীৎকার দিয়ে ডাকেন, তাদের 
পৌরুষে আঘাত করেন, লজ্জা দেন। ফলে তারা পুনরায় রণক্ষেত্রে ফিরে 
আসে এবং ভীষণ বেগে হামলা চালায়। এ যুদ্ধে শত্রুপক্ষের সাত হাজার 
সৈনিক মারা যায়। মুসলমানরা জয় লাভ করে ।৯ 
সুলতানের উচ্চ মনোবল ও উন্নত মানের নিভীকিতার পরিমাপ নিম্নোক্ত উক্তি 
থেকেও করা যাবে । কাধী ইবনে শাদ্দাদ বলেন : 
একবার সুলতান বললেন £ আমি তোমাদেরকে আমার মনের কথা বলছি। 
আমার ইচ্ছা যে, সমুদ্রোপকুলবর্তী এলাকা ক্রুসেডারদের হাত থেকে মুক্ত করি, 
এরপর গোটা রাজ্য মুসলমানদের মধ্যে বন্টন করে দেই। এরপর অন্তিম 
উপদেশ ও দরকারী নির্দেশ দিয়ে এখান থেকে বিদায় নিয়ে চলি এবং সমুদ্র 
৮১১৮1৮৯4৮৬০ 
পশ্চাদ্ধাবন করি যাতে করে দুনিয়ার বুকে আর একটি অবিশ্বাসীও অবশিষ্ট না 
থাকে । এ উদ্দেশে আমার জীবনপাত হলেও আপত্তির কিছু নেই ।২ 


“ইলম ও ফযীলত 
সুলতান নিজেই ছিলেন একজন “আলিম ও ফাষেল (জ্ঞানী ও গুণী) ব্যক্তি । - 

আরবের বিভিন্ন বংশ ও জাতিগোষ্ঠীর, এমন কি তাদের বিখ্যাত ঘোড়াগুলোর 
নসবনামা বেংশ-তালিকা)-ও তার জানা ছিল। আরবদের বিভিন্ন ঘটনা ও 
অবস্থাসমূহ তিনি তীর স্বৃতিতে গেঁথে রেখেছিলেন। বিশ্বের যাদুঘরগুলো ও সেখানে 
রক্ষিত প্রাচীন চিহ্বাদি সম্পর্কেও তিনি ছিলেন ওয়াকিফহাল। তিনি বিভিন্নমুখী 
জ্ঞানের অধিকারী ছিলেন। তীর সমসাময়িক বন্ধু-বান্ধবেরা তার থেকে অনেক 
নতুন কথা জানতে পারতেন।৩ কোন কোন এঁতিহাসিকের মতে প্রসিদ্ধ আরবী 
কাব্য-গ্রন্থ 'হশমাসা' তার সম্পূর্ণ মুখস্থ ছিল।৪ এঁতিহাসিক লেনপুল তীর প্রথম 
জীবনের কথা উল্লেখ করতে গিয়ে লিখেছেন : 

. তীর মূল প্রবণতা ছিল ধর্মের দিকে। তিনি ‘আলিম-‘উলামা থেকে হাদীছ 
শ্রবণ করতেন এবং তাদের পেশকৃত দলীল-প্রমাণ, হাদীছ বর্ণনাকারীদের 
বিশ্লেষণ-ধারা, ফিক“হী মসলা-মাসাইলের ওপর আলোচনা ও বিতর্ক, 
সবচেয়ে বেশী আনন্দ ও তৃপ্তি পেতেন তিনি তখনই যখন কেউ তীর সামনে 


১. আন-নাওয়াদির'স-সুলতানিয়া, ১৫ পৃঃ ২. ও, ১ পৃ ৩. এ, ২ পৃ. ৪, এ। 


নুরন্দীন যঙ্গী ও সালাহউদ্দিন আয়্যুবী ২৯১ 


আহলে সুন্নাত ওয়া'ল-জামা'আতের সমর্থনে শক্তিশালী দলীল-প্রমাণ পেশ 


করত ।১ 


সুলতান সালাহুদীনের উল্লেখযোগ্য দ্বিতীয় কৃতিত্ব হ’ল, মিসরের ক্ষমতাসীন 
'উবায়দী সালতানাতের২ (সাধারণভাবে ফাতিমী রাজতু নামে খ্যাত) অবসান 
ঘটানো । ২৯৯ হিজরী থেকে শুরু করে ৫৬৭ হিজরী অবধি পুরো ২৬৮ বছর 
অত্যন্ত দোর্দশ প্রতাপে ফাতিমীরা রাজত্ব করেছিল এবং মুসলিম জাহানের একটি 
বিরাট অংশের “আকীদা, আমল, আখলাক ও সংস্কৃতির ওপর গভীর প্রভাব 
ফেলেছিল ৷ এঁ শাসনকালটা ছিল অদ্ভুত “আকীদা, বিস্ময়কর নির্দেশ ও হাস্যকর 
বিধানাদি দ্বারা পূর্ণ। প্রখ্যাত এঁতিহাসিক মাকরিযীর “আল-খিতাত ওয়া'ল-আছার' 
নামক গ্রন্থ থেকে এর কিছুটা নমুনা এখানে পেশ করা হচ্ছে 8 
৩৬২ হিজরীতে উত্তরাধিকার আইনের সংস্কার করা হ'ল। আইন জারী করা 
হ'ল, মৃত ব্যক্তি যদি কন্যা রেখে মারা যায় তাহলে পুত্র, ্রাতুষ্ুত্, চাচা প্রমুখ 
পরিত্যক্ত সম্পত্তিতে উত্তরাধিকারী হবে না৷ এই আইনের ল জ্ঘনকে হযরত 
ফাতিমা (রা)-এর সঙ্গে শত্রুতার সমার্থক গণ্য করা হয়। গোটা মিসরব্যাপী 
চন্ত্র দর্শনকে স্থগিত ঘোষণা করা হয় এবং সিয়াম, “ঈদ ইত্যাদির সময় অংক 
কষে নির্ধারণ করা হতে থাকে । ৩২ হিজরীতে সারা মিসরে রমযানের তারাবীহ 
নিষিদ্ধ ঘোষিত হয়৷ মুওয়াত্তা-ই-ইমাম মালিক-এর একটি কপি জনৈক ব্যক্তির 
কাছে থাকার দরুন তাকে প্রকাশ্যে অপমানিত করা হয়৷ 
৩৯৩ হিজরীতে এ একই অপরাধে তেরো ব্যক্তিকে মারধোর করা হয় এবং 
তাদেরকে এই বলে প্রকাশ্যে অপমানিত করা হয় যে, তারা সালাতৃশ্য-যোহা 
(চাশতের নামায) আদায় করেছে। ৩৯৫ হিজরীতে “মুলুখিয়া' (মিসরবাসীদের 
এক ধরনের প্রিয় তরকারি) এই অজুহাতে নিষিদ্ধ করা হয় যে, হযরত 
মু'আবিয়া রো) এটা খুবই পসন্দ করতেন । এ একই বছরে মসজিদ, প্রাচীর, 


' সুলতান সালাহুদ্দীন। 

১, বংশ-তালিকা সম্পর্কে বিশেষজ্ঞদের প্রায় সবাই এ বিষয়ে একমত যে, বনী 'উবায়দ-এর নবী বংশের 
সঙ্গে দূরতম সম্পর্কও ছিল না। তাদের উর্ধ্বতন পূর্বপুরুষ 'উবায়দ অগ্ন-উপাসক কিংবা ইয়াহুদী ছিল। 
কাযী আবু বকর মুহাম্মদ ইবনে খতীব তীর “আল-০কাশফ ‘আন-আসরারি'ল-বাতনিয়্যা”, কাধী 
‘আবদুল জাবহার “তাছবীতুন'ন-নুবৃওয়া” ও মাকদিসী তীর ২০ ৮4৭০ ১:৫৫, -৯৩৫ নামক 
গ্রন্থে এর ওপর বিস্তারিত আলোচনা করেছেন। 


২৯২ সম্্রামী সাধকদের ইতিহাস 


কবরস্থান, মাঠ-ঘাট, পথ-প্রান্তর সর্বত্রই প্রাচীন বুযুর্গদের উদ্দেশে গালিগালাজ 
ও অভিশাপ বাণী উৎকীর্ণ করা হয়। ৪১১ হিজরীতে “আজ-জাহিরু লি 
ই'যায-দীনিল্লাহ' মদ্যপানের সাধারণ অনুমতি দান করেন। বিলাসী জীবন ও 
ত্রীড়া-কৌতুকের বাজার সরগরম করা হয়। এঁ যুগেই দেশে আকাল ও দুর্ভিক্ষ 
_ 7 এবং রোগ-ব্যাধির প্রাদুর্ভাব ঘটে । জনগণ শাহী মহলের চতুলপার্শ্বে এসে 
সমবেত হ’ত এবং £১41 +4 (ক্ষুধা, ক্ষুধা) শব্দে চতুর্দিকে প্রকম্পিত করে 
তুলত । সে সময় ব্যাপক লুটতরাজও চলে । 
৪২৪ হিজরীতে সাম্রাজ্যের উত্তরাধিকার ৪ বছরের এক যুবরাজের হাতে 
সোপর্দ করা হয় এবং তার সমর্থনে সুসজ্জিত মিছিল বের করা হলে লোকে 
অত্যাচারের ভয়ে আভূমি নত হয়ে তাকে অভিবাদন জানায় । ফাতিমী বংশের 
কিছু লোক খুবই অল্প বয়সে খলীফা নিযুক্ত হয়। মুসলমানদের জন্য তাদের 
আনুগত্য স্বীকারকে বাধ্যতামূলক করা হয়েছিল । মুস্তানসির বিল্লাহ যখন খলীফা 
হন তখন তীর বয়স ছিল সাত বছর । আমের বি-আহ'কামিল্লাহ্‌ খিলাফতের 
আসনে যখন অধিষ্ঠিত হন তখন তীর বয়স ছিল পাচ বছর এক মাস কয়েক 
দিনমাত্র। আল-ফাইয বি-নাসরিল্লাহ্‌ মাত্র পাচ বছর বয়সে খলীফা হন। 
খিলাফত লাভের সময় 'আদিদ লে-দীনিল্লাহ্‌র বয়স ছিল ১১ বছর 1১ 
সুলতান সালাহুদ্বীনের সালতানাত লাভের মাধ্যমে এ যুগের অবসান হয়ে নতুন 
যুণের সূচনা হয়। মিসর থেকে শী“আ ও রাফেযী মতবাদের চিহাদি অবলুপ্ত হতে 
থাকে । কুরআন ও সুন্নাহর প্রসার লাভ ঘটে । স্থানে স্থানে মাদরাসা কায়েম হয়। 
এসব মাদরাসায় “উলামায়ে কিরাম ধর্মীয় শিক্ষা প্রদান করতেন । ক্রমে ক্রমে 
‘উবায়দী হুকুমতের যাবতীয় আলামত একেবারেই বিলুপ্ত হয়ে যায়। এর সঙ্গে 
ইসমা'ঈলীয় (কট্টর শী'আ) মতবাদ যা প্রায় তিন শতাব্দী যাবত মিসরের সরকারী 
ধর্ম ছিল-মিসর থেকে চিরতরে নির্বাসিত হয়। মিসরের প্রখ্যাত এঁতিহাসিক 
মাক'রিধী বলেন : 
LAS os ০৪০ ৬০ আও এটি ইসিও ২০1৯০৮৯০৪1৩ হই] ALS এস 


অর্থাৎ শী'আ, ইসমা'ঈলিয়া ও ইমামিয়া মতবাদের অস্তিত্ব মুছে যেতে থাকে, 
এমন কি শেষ পর্যন্ত মিসর ভূমির কোথাও এর অস্তিত্ব ছিল না। 

কয়েক শ' বছরের 'উবায়দী হুকুমত ইসলামী হুকুমতের জন্য ছিল এক অন্নি- 
পরীক্ষা । এই বছরগুলিতে ইসলামী শরীয়ত, সুন্নত, আখলাক ও ‘আকাইদ নিয়ে 


2. 5১3০৪ 50581542৮41 এ ৩৪০ ৩৫৫ পৃ) 


নুরত্দীন যঙ্গী ও সালাহউদ্দিন আয়যুবী ২৯৩ 


উপধু্পরি হাসি-তামাশা করা হ'ত। আহলে সুন্নত ওয়া'ল-জামা'আত ও 
'আলিম-উলামা ছিলেন পরাজিত ও নিগৃহীত এবং শাসনদণ্ড ছিল নীচু চরিত্রের 
বদ স্বভাবের লোকদের হাতে । এ সম্পর্কে “আল্লামা মাকদিসী তীর অমর গ্রন্থ 
ws ১0৭ এজ ৯০৪৬০) 215৫ শু -এ বলেন : 
০ 2 ও১ ৮৯ LI 0৯০] 51185134451 ০৪ ELAN le SU 15৯ ১৪৪২৩ 
০১১৪ poll ৪৩ ২০০০ sd 3 082৮৩ ৮০৮ Lim ৮৪1 0৮৮53 OES CS 
1১১০৪6255৪৩ ০০৫৫] 515 5৬৩৪1] 5৮৮০৪ ৩7৯০০1৫৯২৮৩ ২০৯৪০] 
TIALS GLE ১৬৪৪০ OSL JUN Jal ০০০ ৮৮51৮ 58055 5955513 
৮০ 61৫2৩61552 ddl 26০ 78355 ৮৫০১ HE ES iii sly 
401০ 01 dl 5০৪১৩ US ১9৭1 ১৯৩1 ESE 2৬13 FAITE ০০15১ 
SAL ১১০৪২ Call Clo Ja 4523৩ 5৫158 58211 ১৪৫১৪ Galant se 
৯91 ২. ad] ol ৪১1 ০০ yall sia 1৬11)13 
'িবায়দী হুকুমতের সূচনাকাল থেকে শেষ অবধি ইসলামের ওপর এই 
বিপদ অব্যাহত থাকে । এর সুচনা হয় ২৯৯ হিজরীর যিলহজ্জ মাসে আর 
পরিসমাপ্তি ঘটে ৫৬৭ হিজরীতে ৷ এই শাসনামলে রাফেযী (ধর্মবিরোধী 
ও বিকৃত চিন্তাধারার লোক)-দের প্রাধান্য প্রতিষ্ঠিত হয় এবং তাদেরই 
রাজত্ব চলে । জনসাধারণের ওপর বিভিন্ন রকমের নিবর্তনসূলক ট্যাক্স ও 
কর আরোপ করা হয়। সিরীয় সীমান্তে বসবাসরত পার্বত্য এলাকার অধি- 
বাসী নুসায়রী ও দ্রুযদের “আকীদা (ধর্ম-বিশ্বাস) এদেরই কারণে খারাপ ও 
বিকৃত হয়ে পড়ে। হাশিশীন (ভাঙ্‌ ব্যবহারকারী) এদেরই ভেতরকার 
একটি ক্ষুদে সম্প্রদায় । এ সব পার্বত্য এলাকার অধিবাসীদের অজ্ঞতা ও 
মূর্খতার সুযোগ নিয়েই ইসমা'ঈলী প্রচারক দল তাদের মধ্যে বিকৃত ও 
ধর্মবিরোধী চিন্তাধারার অনুপ্রবেশ ঘটাতে সক্ষম হয়। এদেরই 
রাজতৃকালে ফিরিজীরা সিরিয়া ও জধীরার অধিকাংশ মুসলিম শহরের ওপর 
তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত করে । আতাবেক খান্দানের ক্ষমতাসীন না হওয়া 
অবধি এ সিলসিলা অব্যাহত থাকে এবং সুলতান সালাহদ্দীন-এর ন্যায় . 
মর্দে মুজাহিদ ক্ষমতার বাগডোর হাতে গ্রহণ না করা পর্যন্ত এর পরোপুরি 
অবসান হয়নি । এই মর্দে মুজাহিদ ইসলামী দেশগলোকে পুনরায় স্বীয় 
অধিকারে আনয়ন (৬53৬) করেন এবং আল্লাহ্‌র বান্দাদের তাদেরই 
সমগোত্রীয়দের গোলামী থেকে নাজাত দেন ।১ 


৯ ৩ ০৮ GLIA এন ১ম খণ্ড, ২০১ পৃ. ! 


২৯৪. সপ্্রামী সাধকদের ইতিহাস 


সাম্রাজ্যের এই বিপ্নবাত্বক পরিবর্তনে যা এক বিরাট ধর্মীয়, নৈতিক ও 
চারিত্রিক বিগ্রবের সুচনা করেছিল, সঠিক “আকীদাসম্পন্ন ও সুন্নাহপ্রেমিক 
মুসলমানদের হর্ষোৎফুল্প হয়ে ওঠা ছিল একান্ত স্বাভাবিক। ‘আল্লামা মাকদিসী, যার 
জন্মের মাত্র ২৯ বছর পূর্বে এই বিপ্লব সংঘটিত হয়েছিল এবং যিনি এই বিপ্রবের 
নিম্নোক্তভাবে : - গর 12515831৬০০ allul ৩৬ 2418 2৫৯1115০5৬8 

(উিবায়দীদের) এই রাজত্বের অবসান হ’ল এবং তার সাথে পরিসমাপ্তি ঘটল 

মিসরের বুকে ইসলামের লাঞ্ছনা ও অবমাননার ।১ 

হাফিজ ইবনে ক ণয়্যিম তীর গ্রন্থে বাতেনী ফির্কার উত্থান, এর প্রভাব, অতঃপর 
নূরম্দীন ও সালাহুদ্দীনের হাতে সে সাম্রাজ্যের পতন সম্পর্কে আলোচনা নিম্নরূপ 
উদ্দীপনাময়ী ভাষায় করেছেন: | 

এসব বাতেনীদের দাওয়াতের প্রভাব প্রাচ্য ভূ-খণ্ডে স্তিমিত হয়ে পাশ্চাত্য 

ভূ-খণ্ডে ক্রমশ বাড়তে লাগল, এমন কি তা এক বিরাট শক্তিশালী দা'ওয়াতে 

পরিণত হ’ল। সে তার শেকড় গভীরে প্রোথিত করল এবং তার পতাকাবাহীরা 
দূর পশ্চিমের অধিকাংশ শহরের ওপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত করল । 
তাদের আওতা আরও সম্প্রসারিত হয়ে মিসর অবধি পৌছে গেল, এমন কি 
মিসরের ওপরও তারা জীকিয়ে বসল । তারা কায়রো শহরের বুনিয়াদ' পত্তন 
করল । তারা ও তাদের শাসন বিভাগ ও বিচার বিভাগের সদস্যরা খোলাখুলিভাবে 
তাদের দাওয়াত অব্যাহত রাখল । এদের যুগেই 'রাসাইল-ই ইখওয়ানু'স-সাফা’ 
প্রণীত হয় এবং ইবন সীনা তার ‘ইশারাত', ‘শিফা’ ও অন্যান্য গ্রন্থ রচনা করেন। 

খোদ ইবনে সীনা বলেন, “আমার পিতা হাকিম বিল্লাহ্র (ফাতিমী খলীফা ও 

দা‘ঈ) একজন প্রচারক ছিলেন।” এই ফাতিমীয়দের যুগে সুন্নাহ্‌র প্রচলন 

মওকুফ হয়ে গিয়েছিল এবং সুন্নাহর গ্রন্থসমূহ তাকে উঠিয়ে রাখা হয়েছিল । 
লুকিয়ে চুপিয়ে হয়ত কেউ তা পড়ে থাকবে এবং তদনুযায়ী আমলও করে 

থাকবে । এই দা‘ওয়াতের প্রধান বৈশিষ্ট্য ও বুনিয়াদী নীতি ছিল এই যে, ‘আক “ল 

(বুদ্ধিবৃত্তি) আহ্বিয়াই-কিরাম (“আ)- এর প্রতি অবতীর্ণ ওয়াহী ও শিক্ষামালার 

ওপর অগ্রাধিকার রাখে। 

ক্রমান্বয়ে গোটা পশ্চিম ভূ-খণ্ড, মিসর, শাম (সিরিয়া) ও হেজাযের ওপর 

বাতেনীরা ক্ষমতা গেড়ে বসে। বহুরব্যাপী ইরাকের ওপরও তাদের নিয়ন 


১০ ost US এই 25211 ২৭5৪ ১ম খণ্ড, ২০০ পৃ. । 


নৃরুদ্দীন যঙ্গী ও সালাহউদ্দীন আয়্যুবী ২৯৫ 


প্রতিষ্ঠিত ছিল। আহলে সুন্নত ওয়া'ল-জামা“আত তাদের শাসনাধীন এলাকা- 
গুলোতে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে জীবন যাপন করত। কিন্তু প্রকৃত 
ঘটনা এই যে, ইসলামী রাষ্ট্রে একজন যিশ্মী আশ্রিত ব্যক্তি) নিরাপত্তা ও 
ইয্যত-আবরূর হেফাজতের ব্যাপারে যে সব অধিকার ভোগ করত- সুন্নত 
. ওয়া'ল-জামা“আতের অনুসারীদের ভাগ্যে তাও ছিল না। কত “উলামায়ে 
কিরামকে এই বাতেনীদের হাতে নিহত হতে হয়েছে, আহ্বিয়া-ই-কিরাম 
€আ)-এর কত উত্তরাধিকারীকে কয়েদখানায় ধুকে ধুকে দুনিয়ার বুক থেকে 
বিদায় নিতে হয়েছে- কে তার হিসাব রাখে! 
শেষাবধি স্বীয় বান্দাদের এই দুরবস্থাদৃষ্টে বোধ করি আল্লাহ্‌র মর্যাদা ও সম্রমে 
আঘাত লাগল। তিনি নুরুদ্দীন ও সালাহুদ্দীনের মাধ্যমে মুসলমানদের 
বাতেনীদের জলুম-নির্যাতন থেকে মুক্তি দিলেন। বাতেনীদের শাসনাধীন 
এলাকায় যখন ইসলামের প্রাণবায়ু ‘যাচ্ছি, যাই’ করছিল তখন এ বিপ্রবাত্মক 
পরিবর্তন তার মধ্যে নতুনভাবে প্রাণের সঞ্চার করল, রাহুমুক্ত হ'ল তার 
সৌভাগ্য-রবি। গোটা মুসলিম জাহান মনের আনন্দে নেচে উঠল। চতুর্দিকে 
কেবল একটি আওয়াজ গুঞ্জরিত হচ্ছিল, “ইসলামের এই অগ্নি-পরীক্ষার মুহূর্তে 
কে আছে এর সাহায্যকারী, কে আছে এর মদদগার'? শেষ পর্যন্ত আল্লাহ 
তা'আলা তার বান্দা ও মুজাহিদ বাহিনী দ্বারা বায়তু*ল-মুকাদ্বাসকে ক্রস 
পূজারীদের হাত থেকে মুক্ত করান এবং আল্লাহ্‌ ও তীর রসূল (সা)-এর 
সাহায্যকারীরা স্ব স্ব হিম্মত ও তওফীক মুতাবিক দীনে হক-কে সাহায্য করার 
দায়িত্ব সম্পাদন করেন। ১ 
ইতিহাস থেকে এটাও জানা যায় যে, মুসলিম জাহান সাধারণভাবে এবং শাম 
(অধুনা সিরিয়া, লেবানন, জর্দান ও ফিলিস্তীন এলাকা) ও ইরাক বিশেষভাবে এই 
সংবাদকে অত্যন্ত উৎসাহের সঙ্গে স্বাগত জানায় এবং সর্বস্তরের জনগণ এতে 
উল্লাস প্রকাশ করে । ২ 
এভাবে সালাহুদ্বীন ক্রুসেডারদের ছুটে আসা উত্তাল তরঙ্গের সামনে 
প্রতিরোধের পাহাড় সৃষ্টি করে মুসলিম জাহানকে একদিকে যেমন রাজনৈতিক 
গোলামী, নৈতিক, চারিত্রিক ও সাংস্কৃতিক উচ্ছৃঙ্খলতা থেকে পরবর্তী কয়েক 
শতাব্দীর জন্য রক্ষা করেন, অপর দিকে তেমনি ‘উবায়দী ফোতিমী নামে পরিচিত) 


১ 
১,:1:015 52০৯1 ৫০ ২1০81 54151 ১ম খণ্ড ২৩৩-৩৪ পৃ. । 
২:৩৩] LT ৩৮৪৩] এমএ ১ম খণ্ড ১৯৮-৯৯ পৃ. । 


২৯৬ সংগ্রামী সাধকদের ইতিহাস 


হুকুমতের অবসান ঘটিয়ে এমন একটি ভয়ংকর ফিত্নার উৎস মুখ বন্ধ করে দেন, 
যা মিসর ভূমি থেকে বহির্ণত হয়ে সমগ্র মুসলিম জাহানে বাতেনী ও ইসমা“ঈলী 
চিন্তাধারার কু-প্রভাব ছড়াবার পায়তারা করছিল। ইসলামের ইতিহাসে সুলতান 
সালাহুদ্দীনের এই দু'টি স্মরণীয় কীর্তি কখনও বিস্মৃত হবার নয় এবং এই কু্দী 
মুজাহিদের বীরত্ব ও আত্মদানের কথা বিশ্বের মুসলমানরা কখনো ভুলতে পারবে 
না৷ 


দ্বাদশ অধ্যায় 
শায়খুল-ইসলাম “ইবযুদ্দীন ইব্‌ন “আবদুস সালাম (রে) 


সুলতান সালাহুদ্দীনের মুজাহিদসুলভ প্রয়াস, ইসলাম ও ধর্মীয় জ্ঞানের 
পৃষ্ঠপোষকতা, স্থানে স্থানে দীনী মাদরাসা কায়েমের কারণে ও শী“আ মতবাদের 
প্রভাব হ্রাস ও সুন্নী “আকীদার প্রভাব বিস্তারের ফলে মুসলমানদের জ্ঞান ও কর্মের 
জগতে এক অভূতপূর্ব প্রাণ-চাঞ্চল্যের সৃষ্টির হয়। ইলমে শরীয়তের শিক্ষা গ্রহণ 
ও শিক্ষা দান এবং এক্ষেত্রে পরিপূর্ণতা হাসিলের দিকে নতুনভাবে মুসলিম 
জগতের মনোযোগ আকৃষ্ট হয় । ফলে হিজরী সপ্তম শতাব্দীতে কতিপয় প্রভাবশালী 
ব্যক্তিত্বের আবির্ভাব ঘটে যারা নিজ নিজ সীমারেখায় দাওয়াত ও ইসলামের 
অপরিহার্য দায়িত্ব পালন করেন এবং সে যুগের রাষ্ট্রীয় শক্তির ভুল প্রবণতারও 
মুকাবিলা করেন। এঁদের মধ্যে সর্বশ্েষ্ঠ ব্যক্তি ছিলেন শায়খু'ল-ইসলাম ‘ইযয়ুদ্দীন 
ইবনে ‘আবদুস সালাম (মৃ. ৬৬০ হি.) যিনি তার জ্ঞান, তাক "ওয়া, সত্য কথন ও 
নির্ভীকতার ক্ষেত্রে ছিলেন অনন্য । তাকে দেখলে ইসলামের প্রথম যুগের বুযুর্গ 
সাহাবা ও তাবি'ঈদের ছবি হৃদয়পটে ভেসে উঠত। 


জ্ঞানগত শ্রেষ্ঠত্ব 

যুদদীন ইবনে ‘আবদুস সালাম ৫৭৮ হিজরীতে বর্তমান সিরিয়ার রাজধানী 
দামিশকে জন্গ্রহণ করেন! তিনি স্থানীয় প্রখ্যাত উত্তাদ মশহ্ুর “আলিম-“উলামার 
কাছে শিক্ষা গ্রহণ করেন! ফখরুদ্দীন ইবনে 'আসাকির, সায়ফুদ্দীন আমেদী, 
হাফিজ আবু মুহাম্মদ আল-কাসিম ইবনে “আসাকির-এর মত সে যুগের নামকরা 
*আলিমগণ তীর উস্তাদ ছিলেন। কতক বর্ণনা অনুসারে তিনি যৌবনে পড়াশোনা 
আরম্ভ করেন এবং সতৃরই জ্ঞান-বিজ্ঞানের সকল শাখায় গভীর পাণ্ডিত্য অর্জন 
করেন। তীর সমসাময়িক সকলেই তীর জ্ঞানবত্তা ও মর্যাদার স্বীকৃতি দিয়েছেন। 
“আল্লামা ইবনে দাকীক আল-“ঈদ তার কতক গ্রন্থে ইবনে সালামকে 
ফুলতানু*্ল-“উলামা" খেতাবে স্মরণ করেছেন। ৬৩৯ হিজরীতে তিনি যখন মিসর 
পৌছেন তখন ‘আত-তারগীব ওয়াস্ত-তারহীব' নামক গ্রন্থের প্রণেতা হাফিজ 
‘আবদুল “আজীম মুনযিরী ফতওয়া প্রদানে অসম্মতি জ্ঞাপন করে বলেন : যে 
শহরে 'ইযযুদ্দীন ইবনে “আবদুস সালাম থাকেন সেখানে অন্যদের ফতওয়া দেওয়া 


২৯৮ সংগ্রামী সাধকদের ইতিহাস 


সমীচীন নয় । শায়খ জামালুদ্দীন ইবনু’ল-হাজিব বলেন : ইমাম গাযালী রে) থেকে 
শায়খ “ইযযুদ্দীন (র)-এর স্থান অনেক ওপরে 1১ 
হাফিজ যাহবী তার 'আল-“ইবার' নামক গ্রন্থে বলেন : 

ALESIS) Elst dls A তত A ২২০৯০ all ক] 
তিনি ফিক্‌'হ বিষয়ক জ্ঞান, যুহদ ও আল্লাহ-ভীতিতে ছিলেন শীর্ষস্থানীয় এবং 
মুজতাহিদের মর্যাদায় তিনি উপনীত হয়েছিলেন। ২ 
শায়খ ‘ইযযুদ্দীন ইবনে ‘আবদুস সালাম দীর্ঘকাল যাবত দামিশকে 

‘যাবিয়া-ই-গাযালিয়া’ নামক স্থানে দর্স প্রদান করেন। উমায়্যা মসজিদে খতীব ও 
ইমাম পদেও অনেক কাল যাবত তিনি অধিষ্ঠিত ছিলেন। শায়খ শিহাবুদ্দীন আবু 
শামা বলেন ঃ তীর কারণে এ সব বিদ'আত দূরীভূত হয় যা সে যুগে ব্যাপকভাবে 
ছড়িয়ে পড়েছিল । তিনি সালাতু’র-রাগাইব ও শবে বরাত ৩ উদ্যাপনের প্রকাশ্য 
বিরোধিতা করেন এবং এগুলো যে বিদ'আত তা যথাযথভাবে প্রমাণ করেন। 
কতিপয় বিখ্যাত ‘আলিমও এ ব্যাপারে নিশ্ছুপ ও দ্বিধাৰিত ছিলেন। সুলতান 
আল-মালিকু’ল-কামিলও এ ব্যাপারে নিশ্চুপ ও দ্বিধাবিত ছিলেন। সুলতান 
আল-মালিকু'ল-কাষিল তাঁকে দামিশকে কাযীর পদ গ্রহণ করতে অনুরাধ জানান। 
শায়খ রে) অনেকগুলো শর্তের ভিত্তিতে সে অনুরোধে সাড়া দেন। এ সময় তিনি 
আল-মালিকু'ল-কামিলের পক্ষে দূত হিসাবে একবার বাগদাদে খলীফার দরবারে 
গিয়েছিলেন। 


সুলতানদের সৎ পরামর্শ দান এবং ইসলাম ও মুসলমানদের কল্যাণ কামনা 


সিরিয়ায় শায়খ ইয্যুদ্দীন-এর ব্যক্তিত্ব ছিল এক সেরা ধর্মীয় ব্যক্তিত্ব । সে 
যুগের ক্ষমতাসীন সুলতানেরা পর্যন্ত এ ব্যক্তিত্বের প্রতি সন্মান ও শ্রদ্ধা জ্ঞাপন 
করতেন! তিনি আত্মর্ধাদাবোধে এত উদ্দীপ্ত ছিলেন যে, কোন বাদশাহের দরবারে 


১.তবাকণাতু'স-শাফিনয়াতু'ল-কুবরা, ৫ম খণ্ড, ৮৩ পৃ.। 

২. ছ'সনু'ল-মুহ 'দ 'রা, সূয়ুতীকৃত, ১ম খণ্ড, ১৪১ পৃ. । 

৩. সালাতু'র-রাগাইব, ১২ রাকা'আত নামায যা ২৭শে রজবের রাত্রিভে বিশেষ রীতিতে আদায় করা হয়। 
এর বিরাট ফধীলতও বর্ণনা করা হয়। ৪৪৮ হিজরীতে এই নামায প্রবর্তন করা হয় এবং অপরাপর 

র ন্যায় তা সর্বত্র ছড়িয়ে পড়ে। শায়খ ‘ই্যুদ্দীন ইবনে “আবদুস সালাম কিভাবে এর প্রকাশ 

ঘটেছিল তার পূর্ণ বিবরণ দান করেছেন। দ্র. ইত্তিহাফু'স-সা'আদাহ-শরাহ ইহ্‌ "য়া, ৪৪৩ পৃষ্ঠা; 
অনুরূপভাবে শা'বানের ১৫ তারিখের রাত্রে এক শ' রাক'আত নামায বিশেষ রীতিতে পড়া হয়। 
আহলে সুন্নত ওয়া’ল-জামা‘আত এ দু'টোকেই বিদ'আত বলেন। ইবনু'স-সুবকী. একে নিকৃষ্ট 
বিদ'আত বলেছেন। ইমাম নববী (রে) একে মওযু, যুনকির ও কবীহ ' বলেছেন। -ইত্তিহণাফ, ৩য় খণ্ড, 
8২৫-২৭ পৃ. 


‘ইযযুদ্দীন ইবৃন ‘আবদুস সালাম ২৯৯ 


হাযিরা দেওয়া কিংবা শাহী দরবারের লেজুড়বৃত্তি করাকে নিজের জন্য 
অবমাননাকর মনে করতেন! অবশ্য বাদশাহ নিজ থেকে তাকে দরবারে উপস্থিত 
হবার অনুরোধ জানালে তিনি সেখানে গিয়েছেন এবং বাদশাহকে সঠিক পরামর্শ 
দিয়েছেন। বাদশাহর এবং ইসলাম ও মুসলমানদের কল্যাণ কামনায় তিনি কখনো 
পরানুখ ছিলেন না। 

রাজ্যের সর্বোচ্চ পদাধিকারী কর্মচারীকে শায়খ (র)-এর খিদমতে পাঠান এবং তার 
মাধ্যমে বলেন : আপনার প্রিয়ভাজন মুসা ইবৃন আল-মালিকু'ল-“আদিল আবূ 
বকর আপনাকে সালাম পেশ করছে এবং আপনার সমীপে তার জন্য শুজুষা ও 
দু'আর আবেদন জানাচ্ছে। সঙ্গে তিনি এও চাইছেন, আপনি তাকে এমন কোন 
উপদেশ দান করুন যা আগামী কাল (কিয়ামতে) আল্লাহ্‌র দরবারে কাজে আসে । 
এতদ্শ্রবণে শায়খ বললেন : গীড়িতের সেবা-শুশূষা তো শ্রেষ্ঠতম "ইবাদত । 
অতঃপর তিনি সুলতানের দরবারে রওয়ানা হন। শায়খ (র)-এর আগমনে সুলতান 
অত্যন্ত সন্তোষ প্রকাশ করেন এবং তীর হস্ত মুবারক চুম্বন করেন। এর পূর্বে 
সুলতান শায়খ (র)-এর ব্যাপারে কতকগুলো ভুল ধারণায় পতিত হয়েছিলেন এবং 
এ কারণে তীর প্রতি অসন্তষ্টও ছিলেন।৯ 


সুলতান তীর এ ভ্রান্তির জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং বলেন : আপনি 
আমাকে মা'ফ করুন, আমার জন্য দু'আ করুন এবং আমাকে কিছু উপদেশ দিন। 
এর প্রত্যুত্তর শায়খ (র) বললেন : ক্ষমা সম্পর্কিত ব্যাপারে আমার বক্তব্য হ'ল, 
মাফ করে দিয়ে থাকি এবং আমি যখন শুতে যাই তখন আল্লাহ্‌র কোন বান্দাহ্‌র 


ও শরীয়তের কল্যাণ সাধন বলে মনে করতেন। কিন্তু পরবর্তী শতাব্দীগুলোতে এর ওপর অস্বাভাবিক 
গুরুত প্রদান করা হয়। ফলে স্বাভাবিকভাবেই বিরাট মতভেদের সৃষ্টি হয় এবং স্পর্শকাতরতা ও 
পারস্পরিক বিদ্বেষ চরমে গিয়ে পৌছে। শায়খ “ইয্যুদ্দীন রে)-এর যুগে এ বিতর্ক মারাত্মক আকার 
ধারণ করে। তিনি জ্ঞানত ও “আকীদাগত দিক দিয়ে আশ*আরী মতাবলম্বী ছিলেন। অপরদিকে 
আল-মালিকু'ন-আশরাফ ছিলেন হাম্বলী মাযহাবের অনুসারী । ফলে সুলতানের মনে শায়খ (র) সম্পর্কে 
ভুল বোঝাবুবির সৃষ্টি হয়, সৃষ্টি হয় অভিযোগের । কিন্তু শায়খ রে)-এর এই সাক্ষাৎ এবং তীর থেকে 
বিস্তারিত অবগতি লাভের মাধ্যমে সকল সন্দেহের অপনোদন ঘটে (বিস্তারিত জানতে চাইলে 
তশাবাকা তু'স-শাফিইয়্যা, ৫ম খণ্ড, ৮৫৯৫ পৃষ্ঠা দেখুন)। 


৩০০ সংগ্ৰামী সাধকদের ইতিহাস 


বিম্বায় আমার কোন হক, দাবি কিংবা অভিযোগ অবশিষ্ট থাকে না, আর আমার 
৷ 45১,১০ এরপর রইল দু'আ! সুলতানের জন্য আমি তো সব সময়ই দু'আ 
করি। কেননা ইসলাম ও মুসলমানদের কল্যাণ ও সাফল্য সুলতানের সৎ 
পরামর্শের ওপর অনেকখানি নির্ভর করে। আল্লাহ পাক সুলতানকে সে সব বিষয়ে 
অর্তদৃষ্টি দান করুন যদৃদ্বারা তিনি আল্লাহ্‌র সামনে মাথা উঁচু রাখতে পারেন। 
সুলতানের আসক্তি ও আগ্রহের কারণে তীকে উপদেশ দান আমার জন্য ওয়াজিব 
হয়ে গেছে। আমি বলতে চাচ্ছি যে, একদিকে আপনার বিজয় এবং শক্রর ওপর 
আপনার প্রাধান্যের উৎসব চলছে, অপর দিকে মুসলিম দেশগুলোতে একের পর 
এক তাতারীদের অনুপ্রবেশ ঘটছে। তারা জানতে পেরেছে যে, সুলতানের এ সময় 
আল্লাহ্‌র দুশমন এবং মুসলমানদের প্রতিপক্ষের বিরুদ্ধে যুদ্ধ করবার ফুরসৎ নেই৷ 
কেননা এ মুহূর্তে আপনি আল-মালিকু'ল-কামিলের সঙ্গে যুদ্ধ করতেই বেশী 
আগ্রহী । তার মুকাবিলা করার জন্য আপনি ছাউনিও ফেলে রেখেছেন। 
আল-মালিকু'ল-কামিল আপনার ভাই এবং নিকটাত্মীয়ও বটে । আপনার কাছে 
আমি কেবল এতটুকুই আরখ করতে চাই, আপনি আপনার গতিমুখ আপনার 
ভাইয়ের দিক থেকে সরিয়ে ইসলামের দুশমনদের দিকে ঘুরিয়ে দিন এবং এই 
অন্তিম সময়ে আত্মীয়তার বন্ধন ছিন্ন করা থেকে বিরত থাকুন। আপনি আল্লাহ্‌র 
দীনের সাহায্য করবেন এবং তার মস্তক সমুন্নত রাখবেন, এই নিয়ত করুন। যদি 
সুলতানের মাধ্যমে কাফির দুশমনের ওপর জয় লাভের আশায় বুক বাঁধব। এও 
আশা করব, আপনার আমলনামায় যেন এই সৌভাগ্যের কথা লেখা হয়। আর 
আল্লাহ্‌র ফয়সালা যদি অন্য কিছু হয় তবুও আশা করব সুলতান যেন তার নেক 
নিয়তের বরকত নিয়ে দুনিয়া থেকে বিদায় নেবার সুযোগ পান। সুলতান বললেন: 
আল্লাহ আপনাকে এই সময়োচিত সতর্কবাণী উচ্চারণ ও নিষ্ঠাপূর্ণ পরামর্শের জন্য 
কল্যাণকর প্রতিদান দিন। এরপর তিনি তখনই নির্দেশ দিলেন ফৌজের গতিমুখ 
মিসরের পরিবর্তে যো ছিল আল-মালিকু'ল-কামিলের অভিমুখী) তাতারীদের দিকে 
ঘুরিয়ে দেওয়া হোক এবং ফৌজ এ স্থান থেকে যাত্রা করে কুসায়রা নামক স্থানে 
ছাউনি ফেনুক। অনন্তর সেদিনই এ নির্দেশ পালিত হয় । লোকে জানতে পারে যে, 
তাতারীদের মুখোমুখি হওয়াই এখন সুলতানের ইচ্ছাঁ। 

আল-মালিকু'ল-আশরাফ শায়খ (র)-এর নিকট আরও কিছু উপদেশের জন্য 
আবেদন জানান। এ প্রেক্ষিতে শায়খ (র) জানান : বাদশাহ! তুমি তো এই 


“ইযযুদ্দীন ইব্‌ন “আবদুস সালাম ৩০১ 


অবস্থায়, আর ওদিকে তোমার সাম্রাজ্যের প্রতিনিধি ও কর্মকর্তারা আমোদ- 
প্রমোদে মত্ত। মদের রাজত্ব চলছে, মানুষ পাপে লিপ্ত হচ্ছে, নিত্য নতুন কর ভারে 
মুসলমানেরা ন্যুজ দেহ। আল্লাহ্র দরবারে সর্বোত্তম যে ‘আমল আপনি পেশ 
করতে পারেন তা'হল এই যে, আপনি সর্বাগ্রে এসব ময়লা-আবর্জনা দূর করুন, 
নিত্য-নতুন ট্যাক্স ও করারোপ বন্ধ করুন এবং এখনই জুলুম ও নিগীড়নধুলক সব 
কর্মকাণ্ড থামিয়ে দিন। ফরিয়াদীকে সান্ত্বনা দিন, তার অভিযোগের প্রতিকার 
করুন । আল-মালিকু'ল-আশরাফ তক্ষুণি এসবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে 
নির্দেশ জারী করেন এবং বলেন : আল্লাহতা “আলা আপনাকে এই দীনী খিদমত ও 
কল্যাণকর দায়িত্ব সম্পাদনের বিনিময়ে মুসলমানদের পক্ষ থেকে উত্তম প্রতিদানে 
ভূষিত করুন এবং তীর অপার মহিমা ও করুণা দ্বারা আমাকে জান্নাতে আপনার 
সাহচর্য দান করুন। এ কথা বলার সঙ্গেই তিনি শায়খ (র)-কে এক হাজার 
মিসরীয় দীনার (ক্বর্ণমুদ্রা) প্রদান করেন। কিন্তু শায়খ রো) উক্ত অর্থ গ্রহণ করতে 
অসম্মতি প্রকাশ করেন এবং বলেন : আপনার সঙ্গে আমার এ সাক্ষাৎ সম্পূর্ণ 
আনার ওয়ান ছিল। পার্থিব কোন বস্তুর বিনিময়ে একে আমি কলুষিত করতে 
না। 


সিরিয়ার বাদশাহ্র সুকাবিলায় নিউঁকিতা ও দৃঢ়তা প্রদর্শন 
আল-মালিকু'ল-আশরাফের পরবর্তী সুলতান সালিহ ইসমাঈল (আবুল 
খারশ) মিসরের সুলতান আল-মালিকু'স-সালিহ নজমুদ্দীন আয়্যুবের সুকাবিলায় 
(যিনি সিরিয়ার ওপর হামলা করবেন বলে সুলতান আশংকা করেছিলেন) 
ফিরিঙ্গীদের নিকট সাহায্যপ্রার্থী হন এবং সে সাহায্যের বিনিময়ে সায়দা ও ছাকীফ 
নামক দু'টি শহরসহ কতিপয় দুর্গের অধিকার সমর্পণের পরওয়ানা লিখে দেন। 
এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে ফিরিঙগীরা এতখানি খোলামেলা ও দুঃসাহসী হয়ে 
গিয়েছিল যে, তারা দামিশ্ক থেকেই অস্ত্রশস্ত্র খরিদ করত । বিষয়টি সম্পর্কে 
অবহিত হয়ে শায়খ (র) অত্যন্ত মনঃকষ্ট পান যে, ফিরিঙ্গীরা মুসলমানদের শহরে 
এসে তাদেরই থেকে অস্ত্র খরিদ করবে এবং সেই অস্ত্র দিয়ে মুসলমানদের গর্দান 
ওড়াবে। অস্ত্র ব্যবসায়ীরা এক্ষেত্রে তাদের করণীয় কি জানতে চাইলে তিনি 
পরিষ্কার ভাষায় ফতওয়া প্রদান করেন যে, ফিরিঙ্গীদের কাছে অন্তর বিক্রি সম্পূর্ণ 
হারাম । কেননা তোমরা বেশ ভালভাবেই জান যে, এসব অস্ত্র তোমাদের মুসলিম 
ভাইদের বিরুদ্ধেই ব্যবহৃত হবে। সুলতানের এই কাপুরুষোচিত্র কর্ম এবং 
ইসলামের এই লাঞ্ছনা ও অসহায়ত্ব দৃষ্টে শায়খ (র) গভীরভাবে মর্মাহত হন। 
তিনি খুতবায় বাদশাহর জন্য দু'আ করা থেকে বিরত থাকেন । এর পরিবর্তে তিনি 


৩০২ সংগ্রামী সাধকদের ইতিহাস 


উভয় খুতবা শেষ হবার পর অত্যন্ত উৎসাহ ও আবেগের সঙ্গে দু'আ করতে 
থাকেন, “ইলাহী! ইসলাম ও ইসলামের অনুসারীদের তুমিই সাহায্য কর; মূলহিদ 
ও ধর্মের দুশমনদের তুমিই লাঞ্চিত ও অপদস্থ কর।” শায়খ রে) এই মুনাজাত 
করছিলেন আর সব মুসলমান আবেগ ও অশ্রসজল কণ্ঠে ‘আমীন! আমীন!” 
বলছিল। সরকারের লোকেরা এ ঘটনাকে অনেক রঙ চড়িয়ে ফলাও করে 
সুলতানের নিকট বিবৃত করে। ফলে শায়খ (র)-কে গ্রেফতার করবার ফরমান 
জারী হয়। অনেক দিন তিনি বন্দী থাকেন। কিছু কাল পর তাকে দামিশৃক থেকে 
বায়তু’ল-মুকাদ্দাসে স্থানান্তরিত করা হয়। 

ইতোমধ্যে সুলতান সালিহ ইসমা“ঈল, হেমূস-এর শাসনকর্তা আল-মালিকু'্ল 
মনসুর ও ফিরিহী সম্রাট স্ব স্ব ফৌজ ও সেনাবাহিনীসহ মিসরের উদ্দেশে বায়তু’ল- 
যুকাদ্দাস আগমন করেন। সালিহ ইসমা“ঈলের অন্তরে শায়খ ‘ইয্যুদ্দীন (র)-এর 
অসন্তোষ কীটার মত বিধত এবং এ ব্যাপারে তিন বেশ চিন্তান্িত ছিলেন। তিনি 
তার এক বিশিষ্ট সভাসদকে স্বীয় রমাল প্রদান করে বলেন : তুমি এই রুমাল 
শায়খ রে)-এর খিদমতে পেশ করবে এবং অত্যন্ত বিনয়ের সঙ্গে তাকে বলবে, 
তাকে তীর পূর্বের পদমর্যাদা ফিরিয়ে দেওয়া হবে, যদি তিনি তা চান! যদি তিনি 
এ প্রস্তাব গ্রহণ করেন তাহলে তাঁকে আমার নিকট নিয়ে আসবে । আর তিনি যদি 
তা গ্রহণ না করেন তাহলে আমার পার্শ্ববর্তী অন্য তাঁবুতে তাকে বন্দী করে 
রাখবে । আমীর শায়খ (র)-এর সাথে অত্যন্ত বিনয় ও তোষামোদের সুরে কথা 
বলেন এবং নিজ সন্মান ও শ্রদ্ধা বজায় রাখতে তাকে অনুপ্রাণিত করেন। শেষ 
পর্যন্ত তিনি এত দূর বললেন যে, তিনি যদি কিছুটা বিনয় সহকারে অন্তত 
বাদশাহর সঙ্গে মিলিত হতে রাষী হন এবং তার হস্ত চুম্বন করেন, তাহলেও 
ব্যাপারটার একটা সুরাহা হয়ে যেতে পারে এবং তিনি অনায়াসে তার হৃত 
পদমর্যাদা ফিরে পেতে পারেন। শায়খ (র) এর উত্তরে যা বলেছিলেন, ইতিহাসের 
পাতায় তা চিরদিন স্বর্ণাক্ষরে লিখিত থাকবে । তিনি বলেছিলেন : 

ud Lilg alg ০০৪ ৮০] অন - amy এক ol end নাজ খিক 3120541 La ওল Ls পার 

(10) = 0 8- 2%2121151545)- এর] Loa ০০৫৪ all all মাএ =lg 

আরে মুর্খ! যে ক্ষেত্রে আমিই রাখী নই যে, বাদশাহ আমার হস্ত চুম্বন করুন, 

সেক্ষেত্রে আমি বাদশাহ্‌র হস্ত চুন করব-এটা কি বাতুলতা নয়? লোক সকল! 

তোমরা এক জগতের অধিবাসী আর আমি অন্য জগতের । আল্লাহ্র যাবতীয় 

প্রশংসা যে, তোমরা যার হাতে বন্দী, আমি তা থেকে মুক্ত। 


“ইযযুদ্দীন ইব্‌ন ‘আবদুস সালাম ৩০৩ 


এ জওয়াব শ্রবণের পর আমীর বললেন £ তাহলে তো আপনাকে গ্রেফতার 
করতে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে শায়খ রে) বললেন £ আনন্দের সঙ্গে 
হুমি তোমার ওপর অর্পিত নির্দেশ পালন করতে পার। অতঃপর আমীর তাকে 
বাদশাহের তাবুর পাশে অন্য একটি তীবুতে নিয়ে রাখেন। শায়খ (র) তাঁর 
ীরুতে কুরআন মজীদ তিলাওয়াত করতেন। আর ওদিকে বাদশাহ্‌ তার তীবুর 
ভেতরে বসে সে তিলাওয়াত শ্রবণ করতেন। একদিন বাদশাহ ফিরিঙগী রাজাকে 
বলেন : তুমি শায়খ (র)-এর কুরআন মজীদ তিলাওয়াত শুনতে পাচ্ছ কি? রাজা 
বললেন, “হাঁ, শুনতে পাচ্ছি।” বাদশাহ বললেন : তুমি কি এঁর পরিচয় জান? ইনি 
হচ্ছেন মুসলমানদের সর্বশ্রেষ্ঠ পাদরী অবশ্চজজগ্রজরূদঃ্চঞহঃগরজহৈঃহেও্ | আমি তাকে 
জন্যই বন্দী করেছি যে, তিনি তোমার কাছে দুর্গ সমর্পণের বিরোধী ছিলেন এবং 
৪ ব্যাপারে তার ভীষণ আপত্তি ছিল। এই অপরাধে আমি তাকে দামিশকের 
[সজিদের খতীব-এর পদসহ অন্যান্য সকল পদ থেকেও অপসারণ করেছি, এমন 
ক তাকে দামিশ্ক থেকে নির্বাসিতও করেছি। অতঃপর তোমার খাতিরেই আমি 
তেন তাহলে আমরা তার পা ধুয়ে সে পানি পান করতাম ।”১ 

ইতিমধ্যে মিসরীয় ফৌজের আগমন ঘটে। যুদ্ধে সালিহ ইসমা ঈলের পরাজয় 
য। ফিরিঙ্গী ফৌজ নিহত ও পর্যুদস্ত হয়। শায়খ (র) সহী-সালামতে মিসরের 
ঈকে রওয়ানা হন। 

পথিমধ্যে কির্ক রাজ্য অতিক্রমকালে কির্ক-এর শাসনকর্তা তীকে সেখানে 
সবাস করার আবেদন জানালে তিনি বলেন : তোমাদের এই ছোট্ট শহর আমার 
গ্রানের ভার বইতে পারবে না। 


ঈসরে শায়খ ‘ইয্যুদ্দীন (র) 

মিসরের সুলতান আল-মালিকু*স-সালিহ নজসুদ্দীন আতি সমাদরের সঙ্গে 
কে গ্রহণ করেন। “আমর (র) ইবনু'ল-“আস মসজিদের খতীব নিযুক্ত করা হয় 
গকে। তিনি মিসরের কাধীর পদ আল-ওয়াজহু'্ল-কিবলা এবং বিরান প্রায় 
সজিদের সংস্কার কর্মের দায়িতৃভারও তীর হাতে সোপর্দ করেন। মাদরাসা 
[লিহিয়া নির্মিত হলে সুলতান তীকে শাফি'ঈ মযহাবের শিক্ষক হিসাবে সেখানে 


তাবাক শতু'স-শাফি'ঈয়্যাতু'ল-কুবরা, ৫ম খণ্ড, ১০০-১ পৃ. শায়খ পুত্র শরফুদ্দীন “আবদুল লতীফ 
বর্িত। 


৩০৪ সংঘামী সাধকদের ইতিহাস 


নিযুক্ত করেন। তিনি নিবিষ্ট চিত্তে শিক্ষা দান ও জ্ঞানের প্রচার-প্রসারের দায়িত্ব 
আঞ্জাম দেন। 


শায়খ (র)-এর স্পষ্ট ভাষণ ও নির্ভাঁকতা প্রদর্শন 


সে সময় একবার শাহী প্রাসাদের মুহতামিম ও কার্যত মিসর সাম্রাজ্যের 
সর্বোচ্চ ব্যবস্থাপক ফখরুদ্দীন “উছমান মিসরের একটি মসজিদের ছাদের ওপর 
তবলখানা নির্মাণ করেন। সেখানে তবলা ও কাড়া-নাকাড়া বাজতে থাকে । শায়খ 
‘ইযযুদ্দীন (র) ঘটনাটি জানতে পেরে (কাযী ও মসজিদসমূহের মুহতামিম 
হিসাবে) উক্ত গৃহটি ধ্বসিয়ে দেবার নির্দেশ জারী করেন এবং এই অপরাধে 
ফখরুদ্দীনের সাক্ষ্য অগ্রহণযোগ্য বলে ঘোষণা দেন। অবশ্য এই সঙ্গে তিনি বিচার 
বিভাগীয় পদ থেকে ইস্তিফাও দেন। এই পদক্ষেপ গ্রহণের ফলে সুলতানের দৃষ্টিতে 
শায়খ রে)-এর মর্যাদা এতট্কু-হ্াস পায়নি। কিন্তু তিনি তাঁকে তার পদে পুনরায় 
আর নিয়োগও করেননি । এদিকে শায়খ (র)-এর ফয়সালার ধর্মীয় প্রভাব এত 
বেশী পরিলক্ষিত হয় যে, সেই যুগেই মিসরের সুলতান আল-মালিকু'স-সালিহ 
বাগদাদের খলীফার দরবারে একজন দূত প্রেরণ করেন। দূত খলীফার দর্শন লাভ 
করেন এবং সুলতানের পয়গাম খলীফাকে হস্তান্তর করেন। তখন দূতকে জিজ্ঞাসা 
করা হয়, এ পয়গাম কি সে স্বয়ং মিসরের সুলতানের মুখ থেকেই পেয়েছে, নাকি 
অন্য কোন মাধ্যম থেকেঃ প্রত্যুত্তরে দূত জানায় যে, এ পয়গাম সে শাহী প্রাসাদের 
মুহতামিম ফখকুদ্দীনের মুখ থেকেই পেয়েছে। তখন খলীফা এই বলে তা 
প্রত্যাখ্যান করেন যে, ফখরুদ্দীনের সাক্ষ্য বিশ্বাসযোগ্য নয় । কেননা শায়খ 
“ইয্যুদ্দীন তার সাক্ষ্যকে গ্রহণের অযোগ্য বলেছেন। ফল দাড়াল এই যে, দূতবে 
ব্যর্থ হয়ে সে যাত্রা ফিরে আসতে হ'ল। অতঃপর সে সরাসরি সুলতান থেকে 
পয়গাম গ্রহণ করে পুনরায় বাগদাদে গিয়ে খলীফার কাছে তা পৌছিয়ে দিয়ে এল 
তীর সাহসিকতার এর থেকেও বিশ্ময়কর ঘটনা ছিল নিম্নরূপ £ 


“ঈদের দিন। দুর্গের ভেতর শাহী দরবার বসেছে। বাদশাহ অত্যন্ত জীকজমব 
ও জৌলুসের সঙ্গে সিংহাসনে সমাসীন। দু'সারি ফৌজ কোমর বেঁধে 
দণ্ডায়মান । আমীর-উমারা যিনি যার মত হাযির হয়ে বাদশাহ্‌কে আদাব ও 
তসলীম জানাচ্ছেন এবং আ-ভূমি নত হয়ে কুর্নিশ করছেন। এরূপ একটি ভরা 
দরবারে আকস্মিকভাবে শায়খ (র) বাদশাহর নাম ধরে সম্বোধন করলেন 
বললেন £ আয়্যুব! আল্লাহ্‌র নিকট কি জওয়াব দেবে যখন তোমাকে জিজ্ঞাস 
করা হবে, “আমি তোমাকে মিসরের সালতানাত কি এজন্যই দিয়েছিলাম যে 


. হইযুদ্দীন ইব্‌ন “আবদুস সালাম ৩০৫ 


স্বাধীনভাবে মদ পান করা হবে?” বাদশাহ বললেন : আসলেই কি ঘটনাটা 
সত্যি? শায়খ রে) সজোরে বললেন : হাঁ, অমুক শরাবখানায় প্রকাশ্যে মদের 
ক্রয়-বিক্রয় হচ্ছে। এছাড়া এ ধরনের আরও বহু ঘটনা ঘটছে, অথচ তুমি 
এখানে বিলাসিতায় মত্ত রয়েছ। প্রত্যুক্তরে বাদশাহ্‌ জানালেন : জনাবে ওয়ালা! 
এ ব্যাপারে আমার কোন হাত নেই। এ তো আমার পিতার আমল থেকেই 
চলে আসছে। জওয়াবে শায়খ রে) বললেন : তাহলে তুমিও সে সব লোকের 
অন্তর্ভুক্ত যারা এ জাতীয় প্রশ্নের উত্তরে বলত : শশা এখন নর Cg 2 (এ তো 
আমাদের বাপ-দাদার আমল থেকেই চলে আসছে)! অতঃপর সুলতান 
তাৎক্ষণিকভাবে উক্ত শরাবখানা বন্ধের নির্দেশ দেন। 
শায়খ (র)-এর একজন শাগরিদ বলেন : দরবার থেকে ফিরে আসার পর 
আমি আরঘ করলাম, “হযরত! ঘটনাটা কিঃ” শায়খ রে) বললেন : আমি 
বাদশাহকে যখন এরূপ শান-শওকতের সঙ্গে এজলাস করতে দেখলাম তখন 
আমার আশংকা হ'ল, না জানি বাদশাহ এ দৃশ্যে গর্বিত হন, শিকার হন অহমিকা 
ও দান্তিকতার। তাই তীর সংস্কার সাধন মানসেই আমি এ কথাগুলো বললাম । 
আমি আরয করলাম : ও কথা বলতে আপনার ভয় হ'ল না! তিনি বললেন : 
ছিল যে, তার মুকাবিলায় বাদশাহ্‌কে এক বাচ্চা বিড়ালের মতই মনে হচ্ছিল।৯ 


ফিরিঙ্গীদের সঙ্গে জিহাদ 

সে সময় ফিরিঙগীদের সাথে সংঘর্ষ চলছিল! একবার ফিরিঙ্গী ফৌজ মনসূরা 
পর্যন্ত পৌছে যায় এবং সুকাবিলায় মুসলমানদের ওপর আধিপত্য বিস্তার করে। এ 
জিহাদে শায়খ (র)-ও মুসলমানদের সঙ্গে শরীক ছিলেন। আল্লাহ তাঁকে হুদ 
ভঞে্ছৰ হবার সৌভাগ্য দান করেছিলেন ! ইবনু'্ন-সুবকী “ত শবাকাত” নামক গ্রন্থে 
বলেন : তাঁর দু'আয় শেষ পর্যন্ত মুসলমানরা জয় লাভ করেন। বাতাসের গতি 
হঠাৎ পাল্টে যায় এবং ফিরিঙ্গীদের জাহাজগুলো ছিন্নভিন্ন হয়ে পড়ে। ফলে 
অধিকাংশ ফিরিগীরই সলিল সমাধি ঘটে । ২ 


জিহাদের ব্যয় নির্বাহের জন্য শায়খ (র)-এর ইন্তেজাম 


সে সময় তাতারী ফৌজ সমগ্র মুসলিম জাহানের ওপর বন্যার বেগে আছড়ে 
পড়ছিল এবং একাদিক্রমে মুসলিম জনপদগুলো তছনছ করে যাচ্ছিল। এক পর্যায়ে 


৭ _ ই টা 
5 তণবাকণতু'স-শাফিয়্যা, ৮২ পৃ ২. এ, ৮৪ পৃ.। 
সংঘাসী সাধকদের ইভিহাস-(১ম)-২০ 


- ৩০৬ সংগ্রামী সাধকদের ইতিহাস 


তারা মিসর অভিমুখে তাদের গতিমুখ পরিবর্তন করে । তখন তাতারীদের সম্পর্কে 
মুসলমানদের মনে যে ভীতি ও আতংকের সঞ্চার হয়েছিল তা ছিল অনেকটা প্রবাদ 
বাক্যের মত। মিসরবাসীরা এমন হতবুদ্ধি হয়ে পড়েছিল যে, সে মুহুর্তে তাদের 
করণীয় কি তা যেন বুঝতেই পারছিল না, এমন কি মিসরের সুলতানও 
অবস্থায় একমাত্র শায়খু'ল-ইসলাম (র)-ই সকলের মনে সাহসের সঞ্চার করেন! 
তিনি বলেন : তোমরা আন্মাহ্‌র নাম নিয়ে বেরিয়ে পড়; তোমাদের জয় লাভ 
সুনিশ্চিত। এ ব্যাপারে আমি কেবল আশ্বাস দিচ্ছি না, দায়িত্ব খহণ করতেও রাষী 
আছি। বাদশাহ বললেনঃ আমার রাজকোষে টাকা-পয়সা এ মুহুর্তে কম। 
ব্যবসায়ীদের থেকে ধার নিতে চাই! শায়খ রে) বললে : বাদশাহর নিজের মহলে 
যে সব জওয়াহেরাত আছে, বেগমদের যে সব অলংহার আছে-আগে সেগুলো বের 
করুন । সাম্রাজ্যের সকল রাজকর্মচারী, আমীর-উমারা ও দরবারীদের বেগমদেরকে 
তাদের অবৈধ উপায়ে অর্জিত অর্থের, অলংকারাদি হাযির করতে বলুন। অতঃপর 
সে সব ছাচে ঢেলে মুদ্রায় পরিণত করুন এবং তা সৈন্যদের মধ্যে বন্টন করুন| 
এরপরও যদি আবশ্যক হয় তাহলে কর্জ গহণ করা যেতে পারে, কিন্তু এর আগে 
কিছুতেই নয়। শায়খ রে)-এর ব্যক্তিত্বের প্রভাব এত বেশী ছিল যে, বাদশাহ ও 
সালতানাতের আমীর- উমারা কোনরূপ বাদ-প্রতিবাদ ছাড়াই সকল জওয়াহ্রোত 
ও অলংকারাদি শায়খ রে)-এর সামনে এনে হাযির করেন এবং এর দ্বারাই যুদ্ধের 
যাবতীয় খরচ মেটানো স্ব হয় ৷ যুদ্ধে মুসলমানরা জয় লাভ করে। 


শায়খ রে)-এর জীবনে সর্বাধিক বিন্ময়কর ও উল্লেখযোগ্য ঘটনা হল, তিনি 
সালতানাতের এ সব তুর্ক বংশীয় আমীরদের নীলামে চড়িয়েছিলেন যীরা ছিলেন, 
তার মতে, মুসলমানদের সাধারণ ধনাগার বায়তু'ল-মালের সম্পত্তি। কেননা 
ওদেরকে শরীয়ত প্রদর্শিত পন্থায় আযাদ করা হয়নি। মিসর সালতানাতের ওপর 
এ সব আমীর-উমরারার ছিল বিরাট প্রভাব-প্রতিপত্তি। তাদের মধ্যে একজন 
ছিলেন নায়েবে সালতানাত। শায়খ রে) ফতওয়া দেন £ যতক্ষণ পর্যন্ত এসব 
আমীরকে শরীয়ত প্রদর্শিত পন্থায় যুক্ত করা না হবে ততক্ষণ পর্যন্ত এদের সঙ্গে 
কোনরূপ কায়-কারবারে লিগ হওয়া শরীয়তের দৃষ্টিতে ঠিক হবে না; এরা 
ক্রীতদাস হিসাবেই বিবেচিত হবে। তীর এ ফতওয়ার এরূপ প্রতিক্রিয়া হয় যে, 
লোকেরা তুর্ক আমীরদের সাথে কায়-কারবারে লিপ্ত হতেও সতর্কতা অবলম্বন 


বযুদ্দীন ইবৃন “আবদুস সালাম ৩০৭ 


করতে থাকে । ফলে আমীররা বিরাট বিপদের সম্মুখীন হন। তাদের মধ্যে 
উত্তেজনা ও দুশ্চিন্তা দেখা দেয়। একদিন তারা একত্র হয়ে শায়খ (র)-কে ডেকে 
পাঠান এবং বলেন : আপনি কি চান? শায়খ রে) বললেন : আমি একটি মজলিস 
ডাকব এবং বায়তু'ল-মালের পক্ষ থেকে আপনাদের নীলামে চড়াব। শর“ঈ 
তরীকা জতঃগর আপনাদেরকে আযাদীর পরওয়ানা প্রদান করা হবে। 
এতদৃশ্রবণে তারা 
অপদস্থ করতে চান এবং তারই জের হিসাবে আমাদের গ্ রানা নানান 
বলছেন। বাদশাহ শায়খ (র)-কে কোন রকম মানিয়ে নিতে চেষ্টা করেন। কিন্তু 
শায়খ তার অভিমত থেকে পিছু হটতে রাযী হননি । উভয়ের মধ্যে আলোচনাকালে 
বাদশাহ্‌র মুখ থেকে এমন কিছু কথা বেরিয়ে পড়ে যা ছিল শায়খ (র)-এর 
মর্যাদার পরিপন্থী । বাদশাহ বলেছিলেন : এসব ব্যাপারের সঙ্গে শায়খ (র)-এর কি 
সম্পর্ক? তিনি আমীর-উমারার ব্যাপারে নাক গলাতে খাচ্ছেন কেন? এতদৃশ্রবণে 
শায়খ (র) এত অসন্তুষ্ট হন যে, তখন তখনই তিনি মিসর থেকে হিজরত করতে 
মনস্থ করেন। তিনি তার সব মাল-সামান পশুর পিঠে চাপান এবং পশুর সংখ্যা 
কম থাকার ঘরের লোকদের পালাক্রমে সেগুলোর ওপর চড়িয়ে অজানার উদ্দেশে 
রওয়ানা হন। 

তাঁর রওয়ানা হবার সংবাদ প্রচারিত হবার সাথে সাথে কায়রো শহরে যেন 
এক বিপর্যয়ের সৃষ্টি হয়৷ উলামা, নেককার, বুযুর্গ, বুদ্ধিজীবী, ব্যবসায়ীসহ শহরের 
মুসলিম অধিবাসীদের এক বিরাট অংশ নিজেদের ঘরবাড়ী ছেড়ে তার পিছু পিছু 
রওয়ানা হয়ে পড়ে । সুলতান বিষয়টি অবহিত হন। কেউ সুলতানকে গিয়ে 
বলেছিল : জেনে রাখুন,শায়খ ‘ইয্যুদ্দীন চলে গেলে আপনার রাজত্বের পতন 
কালও ঘনিয়ে আসবে । অগত্যা সুলতান নিজেই অশ্বপৃষ্ঠে আরোহণ করে শায়খ 
(র)-এর সমীপে গিয়ে পৌছেন এবং বুঝিয়ে-সমঝিয়ে তাকে শহরে ফিরিয়ে নিয়ে 
আসেন। সিদ্ধান্ত হয় যে, সালতানাতের আমীরদের তিনি নীলাম করবেন। 
এতদৃশ্রবণে সালতানাতের নায়েব ভোইসরয় বা রাজপ্রতিনিধি) অত্যন্ত 
তোষামোদের সুরে তাকে এই কাজ থেকে নিবৃত্ত রাখতে চেষ্টা করেন। কিন্তু শায়খ 
(র) তার মতে ছিলেন অটল । এতে নায়েব ক্রোধাবিত হয়ে বলেন : দেখি, শায়খ 
আমাদের কিভাবে নীলাম করেন? আমরা দেশের শাসক । আল্লাহ্র কসম খেষে 
বলছি, আমি এই তলোয়ার দিয়ে তীর গর্দান উড়িয়ে দেব। এই বলে তিনি তার 
আমলা-কর্মচারী সহযোগে সোজা শায়খ রে)-এর দরজায় গিয়ে হাযির হন। খোলা 
তলোয়ার ছিল তার হাতে । এমতাবস্থায় তিনি দরজায় করাঘাত করেন। শায়খ 


৩০৮ সংগ্রামী সাধকদের ইতিহাস 


€র)-এর পুত্র বাইরে এসে দেখতে পান, নায়েব-ই-সালতানাত খোলা তরবারি 
হাতে তাদের দরজা মুখে দীড়িয়ে আছেন। তিনি ভেতরে গিয়ে তার পিতাকে এ 
অবস্থা সম্পর্কে অবহিত করেন। শায়খ রে) বেপরোয়া ভঙ্গীতে জওয়াব দেন : 
বৎস, তোমার পিতার এত বড় সৌভাগ্য কোথায় যে, আল্লাহ্‌র রাস্তায় শহীদ 
হবেন, এই বলে তিনি বাইরে বেরিয়ে আসেন। তিনি বেরিয়ে আসতেই নায়েবে 
সালতানাতের হাত থেকে তলোয়ার মাটিতে খসে পড়ে এবং তার কম্পন 
le 'র)-কে বলেন : প্রভু! আপনার 
অভিপ্রায় কি? “তোমাদের নীলামে চড়িয়ে বিক্রি করব”-এই ছিল শায়খ (র)-এর 
একমাত্র জওয়াব। নায়েব আবার জিজ্ঞেস করলেন, “আমাদের মূল্য কি কাজে 
লাগাবেন?” তিনি বললেন, “মুসলমানদের কাজে ।” “এর দাম কে দেবেঃ” 
নায়েবের জিজ্ঞাসা। “আমি নিজেই”-এই ছিল শায়খ রে)-এর উত্তর। নায়েব 
বললেন, “ঠিক আছে।” অতঃপর এক এক করে শায়খ রে) সমস্ত আমীরকেই 
নীলাম করেন। সবার ক্ষেত্রেই ডাক ওঠে! শায়খ তৌদের সম্মান ও মর্যাদার প্রতি 
লক্ষ্য রেখে) উঁচু দামই হেঁকেছিলেন। যা হোক, তিনি আমীরদের চড়া দামে বিক্রি 
করে সে অর্থ সৎ কাজে ব্যয় করেন। আমীররা সেদিন নিজ নিজ মূল্য পরিশোধ 
করেই তবে যে যার বাড়িতে প্রত্যাবর্তন করতে পেরেছিলেন ।১ 
ইবনু'স-সুবকী বলেনঃ এ ধরনের ঘটনা আর কারো জীবনে ঘটেছে বলে 
শোনা যায়নি। একজন “আলিমের প্রভাব-প্রতিপত্তি ও মর্যাদার এ ছিল এক চূড়ান্ত 
উদাহরণ । 


শায়খ “ইয্যুদ্দীন ও মিসরের সুলতানকুল 

শায়খ (র)-এর জীবদ্দশায়ই মিসরে বিরাট পরিবর্তন সংঘটিত হয়। তিনি 
যখন মিসরে এসেছিলেন তখন ছিল আয়্যুবী শাসনামল । সুলতান সালাহুদ্দীনের 
বংশধরগণ তখন রাজত্ব করছিলেন। তীর জীবদ্দশায়ই এই বংশের পতন হয়। 
আল-মালিকু'স-সালিহ্‌ নজষুদ্দীন আয়্যুব-এর স্থুলবর্তী আল-মালিকু'ল-মু'আত্জাম 
তুরান শাহের পর তুর্কী বংশীয় আমীরদের শাসনামল শুরু হয়। তারা সবাই শায়খ 
(র)-এর গুণগ্রাহী এবং তীর প্রতি শ্রদ্ধাশীল ছিলেন, বিশেষত মিসরের খ্যাতিমান 
তুৰ্ক সুলতান আল-মালিকু'জ-জাহির বায়বার্স শায়খ রে)-কে অত্যন্ত ভক্তি করতেন 
এবং তার ব্যক্তিত্ব দ্বারা তিনি বেশ প্রভাবান্বিত ছিলেন। শায়খ (র)-এর পরামর্শেই 
তিনি বাগদাদের পতন এবং “আব্বাসী খিলাফতের অবসানে বাগদাদের শেষ 
১. ত ণবাক"তু’স-শাফি'ঈয়্যাতু'ল-কুবরা, ৫ম খণ্ড, ৮৪-৮৫ পৃ. । 


‘ইযযুদ্দীন ইবৃন “আবদুস সালাম ৩০৯ 


খলীফা মুস্তা'সিমের চাচা আবুল কাসিম আহমদকে (যাঁর উপাধি ছিল 
আল-মুস্তানসির) ৬৫৯ হি./১২৬১ খ্রিষ্টাব্দে অত্যন্ত সম্মান ও মর্যাদার সঙ্গে মিসরের 
সিংহাসনে অধিষ্ঠিত করেন। প্রথমে শায়খ “ইয্যুদ্দীন তার হাতে বায়‘আত করেন। 
অতঃপর বায়"আত করেন আল-মালিকু'্জ-জাহির বায়বার্স, কাষীউ'ল-কুযাত 
তাজুদ্দীন প্রমুখ । ১ - 


চারিত্রিক বৈশিষ্ট্য 

শায়খ রে) শুধু একজন বিরাট জ্ঞানী, মর্ধাদাশীল বা পরাক্রমশালী ব্যক্তিই 
ছিলেন না, সেই সাথে ছিলেন যারপরনাই দয়ার্দচিত্ত, দানশীল ও উদারহৃদয়। 
কাষীউ'ল-কুষাত বদরদদ্দীন ইবৃন জিমা'আ বলেন : দামিশকে অবস্থানকালে 
একবার ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয় এবং বাগ-বাগিচা অত্যন্ত সত্তা দামে বিক্রি হতে 
থাকে । তখন শায়খ (র)-এর সহধর্মিণী তাকে একটি গহনা দিয়ে বলেন : এটি 
বিক্রি করে তা দিয়ে গ্রীষ্মকাল কাটাবার উপযোগী একটি বাগান খরিদ করুন । 
কিন্তু শায়খ উক্ত গহনা বিক্রি করে তার সমস্ত সূল্যটাই খয়রাত করে দেন। তিনি 
বাগান খরিদ করেছেন কিনা সে সম্পর্কে বেগম সাহেবা জানতে চাইলে তিনি 
প্রত্যুত্তরে জানান, “হ্যা! তবে এখানে নয়, জানাতে । আমি দেখতে পেলাম লোকে 
অভাব-অনটনের কারণে খুবই কষ্টের মাঝে কাল কাটাচ্ছে। তাই আমি তোমার 
গহনার অর্থ তাদের মধ্যেই বিলি করে দিয়েছি।” “আল্লাহ আপনাকে এর উত্তম 
প্রতিদান দিন”-এ ছিল তীর সুযোগ্য সহধর্মিণীর জওয়াব । | 

শ্রদ্ধেয় কাযীউ’ল-কুষাত এও বর্ণনা করেছেন যে, শায়খ (র) অভাব-অনটন 
সত্ত্বেও অত্যন্ত মুক্তহস্ত ও উদার হৃদয়ের অধিকারী ছিলেন। এমনও দেখা গেছে 
যে, তার নিকট দেবার মত কিছু না থাকলে তিনি আপন পাগড়ীটি টুকরো টুকরো 
করে অভাবীদের মধ্যে বিলিয়ে দিয়েছেন। 

শায়খ ‘ইযযুদ্দীন কেবল সুলতানদের সুকাবিলায়ই নয়, বরং নিজের 
ব্যাপারেও নির্ভীক ও স্পষ্টভাষী ছিলেন। ইবনু'স-সুবকী ও “আল্লামা সুযূতী বর্ণনা 
করেন, “একবার মিসর অবস্থানকালে তীর দেয়া একটি ফতওয়ায় ভুল ধরা পড়ে। 
তিনি তক্ষুণি প্রকাশ্যে ঘোষণা দেন : ইবনে ‘আবদুস সালাম যাকে অমুক 
ফতওয়াটি দিয়েছেন তিনি যেন সেটার ওপর ‘আমল না করেন। কেননা 
ফতওয়াটি ভুল ছিল।” 


Led ee ১০ 
১. হু'সনু'ল-মুহ দারা, ২ খণ্ড, ৪৯ পৃ. । 


৩১০ সংগ্রামী সাধকদের ইতিহাস 


-- ইবনু'স-সুবকীর বর্ণনায় জানা যায় যে, শায়খ শুধু ইলমে জাহিরীতে নয়, 
বরং ‘ইলমে বাতেনীতেও গভীর জ্ঞানের অধিকারী ছিলেন। ১ তীর ঈমান, ইয়াকীন, 
আল্লাহ্‌র প্রতি আস্থা ও নির্ভরতা, নিঃশংকচিত্ততা, বীরত্ব, পার্থিব ক্ষমতায় 
ক্ষমতাবানদের প্রতি নিস্পৃহতা প্রভৃতি থেকেই এর পরিচয় মেলে। অধিকন্তু 
ইবনু'স-সুবকী তার “তশাবাকণত” গ্রন্থে পরিষ্কার ভাষায় বলেছেন : তিনি (শায়খ) 
তরীকতের ইমাম শায়খ শিহাবুদ্দীন সুহ্রাওয়ার্দী রে) থেকে “ইলমে মা'রিফতে 
সবক নিয়েছিলেন এবং হযরত সুহরাওয়াদী (র)-এর তরফ থেকে তিনি লোকদের 
হিদায়াত ও তরবিয়তের ব্যাপারে অনুমতিপ্রাপ্ত ছিলেন।২ সুযুতী শায়খ আবুল 
হাসান শাধিলী (র)-এর সঙ্গে তাঁর (ইবনে “আবদুস সালামের)-সাক্ষাৎ ও 
তত্কর্তৃক উপকৃত হবার কথাও উল্লেখ করেছেন ।৩ 


আমরু বি'জ-মা*রূফ ওয়া নাহী "আনি'ল-সুনকার সম্পর্কে শায়খ 
(র)-এর নীতি 

শায়খ (র) তীর জ্ঞান ও দৃষ্টিভঙ্গির দিক থেকে আমরু বি’ল-মা‘রূফ ওয়া নাহী 
'আনি'ল-মুনকার তথা সৎ কাজে আদেশ ও অসৎ কাজ থেকে নিষেধ- এই নীতির 
ওপর অটল ছিলেন। তীর মতে, এ দায়িত্ব সম্পাদন করা ‘উলামায়ে কিরামের 
ওপর ফরয। তিনি এও বলতেন, এই অপরিহার্য দায়িত্ব পালন করতে গিয়ে যে 
বিপদ-আপদ আসবে, “উলামায়ে কিরামকে তা বরদাশৃত করতে হবে এবং সব 
ধরনের সুসীবত সইবার জন্য তাদেরকে তৈরী থাকতে হবে। 

সুলতান আল-মালিকু'ল-আশরাফের নামে প্রেরিত এক পত্রে তিনি বলেন ৪ 

৩৫৩ ১০৩ 4৪৭ ১৮৯০ Hs ania Ul pc LR এও ১5৪৩ 

০৪১০১১০০৪৭৪ 4৭৮৮৫ ০০৮৯৪ G2 

আমাদের দাবি এই যে, আমরা আল্লাহ্র দল, তীর দীনের মদদগার ও তীরই 

সেনাদল ৷ যে সেনাদল বিপদের মুখোমুখি হতে ভয় পায় তারা কোন 

সেনাদলই নয়। 


তিনি বিশ্বাস করতেন, *ইল্ম বা জ্ঞান এবং ভাষা ও সাহিত্য হ’ল একজন 
“আলিম বা জ্ঞানীর হাতিয়ার। অতএব, তাদের জিহাদ হ'ল এ দুটো হাতিয়ারকে 
হক বা সত্যের সমর্থনে এবং বাতিল তথা মিথ্যা ও অসত্যের বিরোধিতায় 
১. সনু'ল-মুহ'দ "রা, ১ম খণ্ড, ১৪২ পৃ. । 
২ ত শবাক "ত, ৫ম খণ্ড, ৮৩ পৃ. 
৩. ছ'সন্মুল-মুহীদ “ৱা, ১৪২ পৃ. । 


‘ইযযুদ্দীন ইব্‌ন “আবদুস সালাম ৩১১ 
নিয়োজিত করা । অপর এক চিঠিতে তিনি লেখেন $ 


1৫497০43405 (101 0345 01 WU 4৭ ৪০০৯৪ এ 48812 4111 0০1 ২৪ 
Le HELLA LAAT loll 5322 ই LS - 4943 Hi JL Cw 91 
ill ce ll ls El el alall 5522 ৩৫৪০৪০৩০০৮৯ 

+ ০১০০৪ 
আল্লাহতা"আলা আমাদেরকে দীনের সাহায্যের জন্য জিহাদ বা সংগ্রাম 
চালিয়ে যাবার নির্দেশ দিয়েছেন। আর এটা পরিষ্কার কথা যে, ‘আলিমের 
হাতিয়ার হ'ল তীর জ্ঞান, তীর ভাষা ও সাহিত্য, যেমন একজন বাদশাহ্র 
হাতিয়ার হ'ল তীর তলোয়ার ও তীর-ধনুক ৷ বাদশাহ্‌র পক্ষে তলোয়ার খাপে 
পুরো রাখা যেমন সমীচীন নয়, তেমনই “আলিম-উলামার পক্ষে বাতিল, 
গোমরাহ ও বিদ'আতীর বিরুদ্ধে নিশ্চুপ থাকা জায়েয নয়।১ 


- তার মতে, আমর বি'ল-মা“রূফ ওয়া নাহী 'আনি'ল-মুনকার তথা সৎ কাজে 
আদেশ ও অসৎ কাজ থেকে নিষেধ-এর ক্ষেত্রে একজন “আলিম-ই-রব্বানীকে 
সর্বপ্রকারের বিপদ-আপদ বরদাশত ক্রবার জন্য তৈরী থাকতে হবে অর্থাৎ তিনি 
সে সব ‘অলিম-‘উলামার দলে ছিলেন না, যীরা বিপদ-আপদের মুখোমুখি 
হওয়াকে অনুচিত বলে মনে করেন, ধারা তাদের সমর্থনে দলীল হিসেবে 
কুরআনের আয়াত : 3 

Rl ০1118251715 9 
“তোমরা নিজেদের ধ্বংসের মাঝে নিক্ষেপ ক'র না” পেশ করেন৷ তাদের 
ভ্রান্তি অপনোদনের জন্য তিনি বলেছেন : 
০০ dbl 3৬৯৪ ly al! Slat Legh পক ৪৮৯০৩ 
Ggsall ১০২৪ ৪০] USS 3 SE dyin এ ১৪ 01 ৩০ 
০০৪ legis Olly ESL all ২০৩৯ 5১০ IS ০০ ও 
SLU ০৩ Sl Nl এও sl এত bia কা) le লি 
sles olga ১০ ০৩ Gl ০৪ 3 ৬৯ ৯8৯ mG Hl 
৮১০04111555 5415 0৭৩ খু] ১০ ds le 51 ০৮৪ all 
Las ALU ny lb ০৭৩ Ul ie alg 5554101০০৭০] 
১০ DUS dln hy lll ade ৮১০৩ ৭505 Dl ৬৯০৮ 410 ৮১০৪ 

(৭২০০ 01৬০৮) ১৯। 44৮০১ 


১.ত "বাক ডু'স-শাফি ঈিয়্যাতু'ল-কুবরা, ৫ম খণ্ড, ৯-১২ পৃ. ! 


৩১২ সংগামী সাধকদের ইতিহাস 


দীনের সম্মান ও মর্যাদা বৃদ্ধির জন্য নিজের জীবনকে বিপদের মুখে নিক্ষেপ 
করা ধর্মের দৃষ্টিতে সিদ্ধ ৷ মুসলিম যোদ্ধার পক্ষে (নিজের জীবন বিপন্ন করে 
হলেও) মুশরিক সেনা ব্যুহের মধ্যে প্রবেশ করা জায়েয । ঠিক তেমনি আমূর 
বি’ল-মা‘রূফ ওয়া নাহী 'আনি'ল-সুনকার এবং দলীল-প্রমাণ সহযোগে ধর্সীয় 
নিয়ম-নীতিকে শক্তিশালী করার ক্ষেত্রে নিজেকে বিপদের মাঝে নিক্ষেপ করা 
সিদ্ধ। অবশ্য এটা করতে গিয়ে কেউ যদি তার জীবন বিপন্ন মনে করে তবে 
সে এর অপরিহার্য বাধ্যবাধকতা থেকে মুক্ত থাকবে। তবে মুস্তাহাব হিসাবে এ 
দায়িত্ব অবশিষ্ট থাকবে । যাদের ধারণা যে, জীবন বিপন্ন করা আদৌ জায়েয 
নয় তারা সত্য থেকে বহু দূরে সরে গেছে এবং তাদের এ ধারণা মোটেই 
সঠিক নয়। সারকথা এই যে, যে আল্লাহ্‌কে নিজের মুকাবিলায় অগ্রাধিকার দান 
করবে, আন্লাহ্‌কে সত্ুষ্ট করতে চেষ্টা করবে, আল্লাহ্‌ স্বয়ং তার ওপর সন্তুষ্ট 
হবেন এবং অন্য লোককেও তার প্রতি সন্তুষ্ট রাখবেন ৷ যারা আল্লাহ্‌কে নারায 
করে মানুষকে রাষী রাখতে চেষ্টা করে, আল্লাহ তাদের ওপর অসস্ুষ্ট হন এবং 
মানুষকেও তার প্রতি নারায করে দেন। আর সবার সন্তুষ্টির মুকাবিলায় শুধু 
আল্লাহ্‌র সন্তুষ্টি যথেষ্ট ।-তাবাকাত, ৫ম খণ্ড, ৯১ পৃ. । 
আরব কবি কত সুন্দরই না বলেছেনঃ 
০৮০৯০ 00813 ৯০০ 42513 + ৯০০৮০ ৮০৯৩ ৬৯০ এ 


হায়! তোমার প্রেমের স্বাদ যদি আমি লাভ করতে পারতাম তাহলে জীবন যত 

তিক্তই হোক, আমি বিন্দুমাত্রও পরওয়া করতাম না। তোমার সন্তুষ্টির বিনিময়ে 

গোটা পৃথিবীর অসস্ুষ্টিও তুচ্ছ। 

তার জীবন সাক্ষ্য দেয় যে, তিনি ভার সারাটা জীবন এই বিশ্বাসে অটল 
ছিলেন এবং এ পথেই তিনি চলতে চেষ্টা করেছেন। আমূর বি*ল-মা“রূফ ওয়া নাহী 
“আনি'ল-মুনকার-এর ক্ষেত্রে এবং তাঁর মতে ভুল ও শরীয়তবিরোধী কোন কিছু 
প্রত্যাখ্যান করতে জান-মাল, সহায়-সম্পদ, মান-সম্মান ও পদ মর্যাদা, এমন কি 
স্বদেশ পরিত্যাগ করতেও কোন আপত্তি নেই। 


শায়খ (র)-এর রচনাবলী 
শায়খ রে) যেমন একজন সফল মুদাররিস, সূক্ষ্ম দৃষ্টির অধিকারী ফকশিহ ও 


গভীর পাপ্ডিত্যসম্পন্ন মুফতী ছিলেন, ঠিক তেমনি ছিলেন একজন প্রবীণ খ্যাতনামা 
লেখকও। তীর রচনাবলীর মধ্যে “আল-ক ণওয়াইদু'ল-কুবরা' ও 'কিতাবু মাজাযু*ল- 


‘ইযযুদ্দীন ইব্‌ন “আবদুস সালাম ৩১৩ 
কু'রআন' বিশেষ মর্যাদার দাবিদার ৷ ইবনু*স-সুবকী বলেন : 
০৪০] (৩15 এ 4513৮০18555 Al SALES 921 ০1৯৪ 

এ দু'টি গ্রন্থ তাঁর রচনাশক্তির শ্রেষ্ঠত্ব ও “ইলমে শরীয়তে তার পাণ্ডিত্য ও 

মর্যাদার সাক্ষ্য দেবে।১ 

এ দু'টি গ্রন্থের বক্তব্য তিনি দু*টি আলাদা পুস্তকে সংক্ষিপ্তাকারে পেশ 
করেছেন। তার আরও দু'টি কিতাব “শাজারাতু'ল-মা'আরিফ' ও “আদ্দালাইলু 
মুতা'আল্লাকতু বি'ল-মালাইকা ওয়া*ল-ইনসু “আলায়হিম'-এরও তিনি বিশেষ 
তা'রীফ করেছেন। তীর “মাক"সি 'দু'স--সা 'লাত' নামক গ্রন্থটি তারই জীবনদ্দশায় 
জনপ্রিয়তা লাভ করে এবং লোকেরা তার হাযার হাযার কপি করিয়ে নেয়।২ 
ছোট-বড় রচনা ছাড়াও তীর দেয়া ফতওয়ার একটি বিরাট সংকলন. রয়েছে। 
শাফি'ঈ মাযহাবের এটি একটি মুল্যবান সম্পদ ৷ 

ইমাম গাষালী (র)-এর পরে শায়খ ‘ইযযুদ্দীন সম্ভবত দ্বিতীয় “আলিম ও 
গ্রন্থকার যিনি বিশেষভাবে শরীয়তের বিধি-বিধানের পেছনের উদ্দেশ্য ও 
সুক্মাতিসূন্্ম বিষয়সমূহ নিয়ে আলোচনা করেছেন এবং শরীয়তের রহস্য ও 
গুপ্তভেদগুলো বর্ণনা করেছেন৷ এতদৃসংক্রান্ত বিষয়ে যিনি সর্বশ্রেষ্ঠ লেখক তিনি 
হচ্ছেন শায়খু'ল-ইসলাম শাহ ওয়ালী উল্লাহ যুহাদ্দিছ দেহলভী (র) ৷ তিনি তার 
ছ-জজাতুল্লাহি'ল-বালিগ 7 নামক গ্রন্থের ভূমিকায় এতদৃসংক্রান্ত বিষয়ে তার পূর্বসূরি 
তিনজন লেখক হু'জ্জাতু'ল-ইসলাম ইমাম গাযালী, আবু সুলায়মান খাত্তাবী ও 
শারখু'ল-ইসলাম 'ইযযুদ্দীন (ইবনে ‘আবদুস সালাম)-এর নাম উল্লেখ করেছেন।* 

৬৬০ হিজরীর ৯ই জুমাদা আল-উলা. ৮৩ বছর বয়সে শায়খ ইবনে ‘আবদুস 
সালামের ওফাত হয়৷ সময়টা ছিল সুলতান আল-মালিকু'জ-জাহির বায়বার্স-এর 
রাজত্কাল। শায়খ (র)-এর ওফাতে তিনি খুবই ব্যথা পান। তিনি বলতেন, 
“আল্লাহ্র কী শান! শায়খ রে)-এর ওফাত আমার শাসনামলেই নির্ধারিত ছিল ।” 
জানাযায় দরবারের আমীর-উমারা, সাম্রাজ্যের গণ্যমান্য সদস্যবর্গ ও শাহী ফৌজ 
শরীক ছিল। সুলতান নিজ কাধে খাটিয়া বহন করেছিলেন এবং দাফন কর্মে শরীক 
7 ভনবাকাতুস-শাফিকউয্যতু'ল-কুবরা, ৫ম খণ্ড, ১০৩ পৃ. 
২. এ, ৫ম খণ্ড, ৯৮ 


৩. হারার বোজিগণ, হর্থ পৃষ্ঠা 


৩১৪ সশ্রামী সাধকদের ইতিহাস 


হয়েছিলেন । 

শায়খ রে)-এর জানাযা যখন দুর্গের নিন্নেদেশ দিয়ে অতিক্রম করছিল, 
সুলতান তখন মানুষের ভীড় দেখছিলেন । এ সময় তিনি তীর জনৈক ঘনিষ্ঠ জনকে 
বলেছিলেন : আজ বুঝাতে পারছি, আমার রাজত্ব সুদৃঢ় ও সুসংহত হ'ল। 
কেননা এই ব্যক্তি ছিলেন মানুষের প্রত্যাবর্তনস্থল। তিনি ইঙ্গিত করলে আমার 
রাজত্বই চলে যেত ৷ তীর ইনতিকালের পর আমি স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ 
পেলাম । ১ 


১, শাবাক'াতুস-শাফি 'ঈয্যাতু'ল-কুবরা, ৫ম খণ্ড, ৮৪ পৃ-। 


ত্রয়োদশ অধ্যায় 
তাতারী ফিতনা £ নবতর সংকটের মুখে ইসলাম 


তাতারী হামলা ও ভার পটভূমি 

হিজরী সপ্তম শতাব্দীতে মুসলিম জাহানের ভাগ্যাকাশে এমন এক আকস্মিক 
দুর্যোগ দেখা দেয় যার নজীর দুনিয়ার ইতিহাসে বিরল। তাতারী লুটেরা ও 
ফিতনাবাজদের দুর্বার আক্রমণরূণে প্রাদুর্ভাব হয়েছিল এ দুর্যোগের ৷ তাতারীরা 
পিপীলিকা ও পঙ্গপালের ন্যায় প্রাচ্য ভূখণ্ড থেকে অগ্রসর হয়ে ছেয়ে ফেলেছিল 
গোটা মুসলিম জাহান । 

বাহ্যত সুলতান ‘আলাউদ্দীন মুহাম্মদ খাওয়ারিষ্ম শাহর একটি ভুল ও 
বোকামির জন্যই মুসলমানদের ওপর এ দুর্যোগ নেমে এসেছিল । সুলতান 
বাণিজ্যোপলক্ষে আগত একদল তাতারী বণিককে (অজ্ঞাত কারণে) হত্যা করেন। 
চেঙ্গীয খান এর কারণ অবগত হবার উদ্দেশে দূত পাঠান ৷ খাওয়ারিযূম শাহ এ 
দূতকেও হত্যা করেন। এতে করে তাতার সম্রাট চেঙ্গীয খান ক্রোধান্বিত হয়ে 
প্রথমে খাওয়ারিষ্ম শাহী সালতানাত, অতঃপর গোটা মুসলিম জাহানকেই তীর 
আক্রমণের লক্ষ্যস্থলে পরিণত করেন। 

কিন্তু কুরআন মজীদে আচার-আচরণের যে পরিণতি এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর 
উত্থান-পতনের যে চিরন্তন ও বিশ্বজয়ী বিধান পেশ করা হয়েছে, বিশেষ করে সূরা 
বনী ইসরাঈলে বনী ইসরাইল জাতিগোষ্ঠীর ধ্বংস, গণহত্যা, লাঞ্ছনা ও অপমান 
এবং বায়তু’ল-মুকাদ্দাসের ধ্বংস ও মর্ধাদাহানির যে উপদেশাত্মক কাহিনী বিবৃত 
হয়েছে’ তার আলোকে এই বিশ্বব্যাপী দুর্যোগ ও তৎকালীন মুসলিম বিশ্বের ওপর 
আপতিত ছোট্ট এই কিয়ামতের মূল কারণ শুধু একজন বাদশাহর সংকীর্ণ 
মানসিকতা ও বোকামি ছিল বলে মনে হয় না। এটাও মনে হয় না যে, অত্যন্ত 
আকম্মিকভাবেই মুসলিম জাহানের ওপর দুর্যোগ প্রাবনের বেগে আছড়ে পড়েছিল 
এবং একজনের ভুলের কারণে গোটা মুসলিম মিল্লাতকে সেই অশুভ দিনটিকে 
প্রত্যক্ষ করতে হয়েছিল যার জন্য তারা আদৌ প্রস্তুত ছিল না কিংবা ছিল না 
আদৌ এর জন্য দায়ী ৷ কুরআন মজীদের উজ্জ্বল আলোকবর্তিকা হাতে নিয়ে যদি 
যে যুগের মুসলমানদের নৈতিক, চারিত্রিক, ধর্মীয়, সাংস্কৃতিক ও রাজনৈতিক 
১. সুরা বনী ইসরাঈল-এর ৪র্থ আয়াত থেকে ৭ আয়াত দ্র, ৷ 


৩১৬ সংগ্রামী সাধকদের ইতিহাস 


অবস্থা গভীরভাবে অধ্যয়ন করা হয়, তাহলে এর অন্তরালবর্তী এই সত্য 
দিবালোকের ন্যায় ফুটে উঠবে যে, এই অশুভ ঘটনা আকস্মিকভাবে মুসলমানদের 
ওপর আপতিত হয়নি, বরং এর কারণ আরও গভীরে কোথাও রয়েছে! যতটা 
বুঝেছি এবং যতটা বলা হয়েছে, তার সত্যাসত্য নিরূপণের জন্য আমাদের আরও 
কয়েক বছর পেছনে ফিরে যেতে হবে এবং সে যুগের মুসলিম সালতানাত ও 
ইসলামী সমাজের ওপর সংক্ষিপ্ত নজর বুলাতে হবে! 

সুলতান সালাহুদ্দীন আয়্যুবীর ওফাতের (হি, ৫৮৯) পর তাঁর বিস্তৃত সাম্রাজ্য 
তীর সন্তান-সন্ততি ও বংশধরদের মধ্যে বন্টিত হয়ে যায়। বিশ্বের অনেক 
সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ও দৃঢ়চেতা শাসকের মত ভার সন্তান-সম্ততিও যোগ্য 
উত্তরসূরি হিসেবে নিজেদের প্রমাণিত করতে পারেনি ।১ দীর্ঘকাল যাবত তারা 
নিজেদের মধ্যেই লড়াই-ঝগড়ায় লিপ্ত থাকে। এমনও দেখা গেছে যে, তাদের 
কেউ কেউ নিজেদেরই ভাই ও বংশের লোকদের বিরুদ্ধে ক্রুসেড শাসক ও ফিরিঙ্গী 
প্রতিপক্ষের থেকেও সাহায্য নিতে এবং তাদের সঙ্গে ষড়যন্ত্রে মিলিত হতে এতটুকু 
ইতস্তত করেনি। এ সম্পর্কে একটি নমুনা শায়খু'ল-ইসলাম যযুদ্দীন ইবনে 
“আবদুস সালামের আলোচনায় পেশ করা হয়েছে। এই রাষ্ট্রীয় অরাজকতা ও 
বিশৃঙ্খলা খান্দানী দ্বন্দ ও গৃহযুদ্ধের কারণে সাম্রাজ্যের অধীনস্থ প্রদেশগুলোতেও 
ছড়িয়ে পড়েছিল । জনসাধারণ এক অনিশ্চয়তার মাঝে কাল কাটাচ্ছিল। ক্রুসেডার 
ও ফিরিঙ্গীরা বারবার এসব মুসলিম শহরগুলোর ওপর হামলা চালাচ্ছিল যেগুলো 
সুলতান সালাহুদ্দীন বিরাট কুরবানী ও সংঘামের মাধ্যমে তাদের কাছ থেকে 
ছিনিয়ে এনেছিলেন । ব্যবস্থাপনা ও চরিত্রগত বিচ্যুতি ও পথভ্রষ্টতা মহামারী ও 
দুর্ভিক্ষের করাল মূর্তি নিয়ে হাযির হয় এবং মিসরের মত উর্বর ও শস্য-শ্যামল্‌ 
ভূখণ্ডে যা অন্য দেশের জনগণেরও উদর পূর্তির ব্যবস্থা করত, ৫৯৭ হিজরীতে 
চাচা-ভাতিজা যথাক্রমে আল-মালিকু'্ল-“আদিল ও আল-মালিকু'ল-আফঘালের 
মধ্যকার গৃহযুদ্ধের কারণে পরিণত হয় এক মূর্তিমান ভাগাড়ে। সে বছর নীলনদে 
প্লাবন আসেনি । ফলে মিসরে এমন আকাল দেখা দেয় যে, মানুষ মানুষেরই 
গোশত সিদ্ধ করে ভক্ষণ করে। মৃত্যু এমন সাধারণ ঘটনায় পরিণত হয় যে, 
মৃতের কাফনের ব্যবস্থা করাও অসম্ভব হয়ে ওঠে। এ্রতিহাসিক আবু শামার বর্ণনা 
মুতাবিক কেবল আল-মালিকু'ল-'আদিল (মিসরের সুলতান) তার ব্যক্তিগত 
. তহবিল থেকে একাই এক মাসে দু'লাখ বিশ হাযার মৃত্যের কাফন দিয়েছিলেন। 


১. ভারতবর্ষে মহান ‘আলমগীর এবং তীর 'লাভিযিক্তদের উদাহরণ আমাদের জন্য ধথেষ্ট। 


তাতারী ফিতনা £ সংকটের মুখে ইসলাম ৩১৭ 


অবস্থার শোচনীয়তা এতদূর গিয়ে পৌছেছিল যে, মানুষ মৃতদেহ ও কুকুরের মাংস 
পর্যন্ত ভক্ষণ করতে শুরু করে; বিপুল সংখ্যক শিশু সন্তানকেও আগুনে ঝলসিয়ে 
ভক্ষণ করা হয়। এর কদর্যতা এত দূর পর্যন্ত গিয়ে পৌছে যে, নৈতিকতা বা সুরুচি 
বলে কোন জিনিসের অস্তিত্ব আর বাকি থাকে নি। এতিহাসিক ইবনে কাহীরের 
বর্ণনানুসারে যখন খাবার হিসাবে শিশু ও অল্পবয়ন্ক বালক-বালিকা দুর্লভ হয়ে 
উঠল তখন যে যাকে যেভাবে পেরেছে- ধরে ভুনা করে করে খেয়েছে ।৯ আল্লাহ্‌র 
চিরন্তন রীতি মুতাবিক আসমানী সতর্কতা জ্ঞাপনের ধারাও ছিল অব্যাহত এবং 
এমন ধরনের অস্বাভাবিক ঘটনা ঘটে চলেছিল যা তওবা ও সংক্কার-সংশোধনের 
প্রেরণা সৃষ্টির জন্য ছিল যথেষ্ট। অনন্তর ৫৯৭ হিজরীতেই এক বিরাট ভূমিকম্প 
দেখা দেয়। এর আওতায় পড়েছিল, বিশেষ করে শাম (আজকের সিরিয়া, 
লেবানন, ফিলিস্তীন ও জর্দান), তুরস্ক ও ইরাক এর ফলে ধ্বংসের এমন বিরাট 
তাণ্ডব ও বিভীষিকা দেখা দিয়েছিল যে, কেবল নাবলুস শহর ও তার পার্শ্ববর্তী 
এলাকাগুলোতেই বিশ হাযার মানুষ মাটি চাপা পড়ে মৃত্যুমুখে পতিত হয়। 
“মিরআতু'য-যাষান' গ্রন্থের লেখকের বর্ণনামতে যো অতিশয়োক্তির হাত থেকে 
মুক্ত নয়) প্রায় এগারো লক্ষ মানুষ এ ভূমিকম্পের শিকার হয়েছিল । 

একদিকে অস্বাভাবিক প্রাকৃতিক দুর্যোগের হাতছানি যা মুসলমানদের তাদের 
অলস নিদ্রা থেকে জাগ্রত করবার জন্য ছিল যথেষ্ট, আর অন্য দিকে মুসলিম 
জাহানের বিভিন্ন অংশে গৃহযুদ্ধ ও ভ্রাতৃহত্যার ধারা ছিল অব্যাহত । ৬০১ 
হিজরীতে একই খান্দানের দুই ব্যক্তি মক্কার আমীর কাতাদাহ্‌ হুসায়নী ও মদীনার 
আমীর সালিম হুসায়নীর মধ্যে যুদ্ধ সংঘটিত হয় । ৬০৩ হিজরীতে যুদ্ধ শুরু হয় 
ঘুরী বংশ ও খাওয়ারিষূম শাহীর মধ্যে । মুসলমানের হাত মুসলমানেরই রক্তে 
রঞ্জিত হতে থাকে । অপর দিকে ৬০৪ হিজরীতে ফিরিঙ্গীরা সিরিয়ার বিভিন্ন 
এলাকায় হামলা শুরু করে। ৬০৭ হিজরীতে জযীরার২ মুসলিম শাসনকর্তা 
ফিরিঙ্গীদের সঙ্গে চক্রান্তে লিপ্ত হয়৩ এবং ৬১৬ হিজীতে ফিরিলীরা সামরিক ও 
প্রতিরক্ষাগত দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ মিসরের দিময়াত শহর দখল করে 
নেয়া 


১। বিস্তারিত জানবার জন্য দেখুন-“আল-বিদায়া "ওয়াসন-নিহায়া'-১৩শ খণ্ড, ২৬ পৃ. ৫৯৭ হিজরীর দুর্যোগ । 

২. দজলা ও ফোরাত নদীর মধ্যবর্তী এলাকা জযীরা নামে পরিচিত । একে ০১:১৫] ৩৮ [5 4১ ও 
বলা হয় । এর পশ্চিম-উত্তর অংশ জধীরা নামে খ্যাত এবং দক্ষিণ-পূর্ব অংশ ইরাক নামে মশহুর। 

5. আল-বিদায়া ওয়া'ন-নিহায়া, ১৩শ খণ্ড, ৫৯ পৃ.। 


৩১৮ সংগ্রামী সাধকদের ইতিহাস 


এদিকে মুসলিম খিলাফতের কেন্দ্রভূমি দারু"সৃ-সালাম বাগদাদ বাহ্যিক 
শান-শওকত, অনারবীয় আচার-অনুষ্ঠান ও অনৈসলামী সংস্কৃতির কেন্্রভুমিতে 
পরিণত হয়৷ খলীফাদের অনুগ্রহভোজী মোসাহেব, চাটুকার, ফররাশ (যে ভূত্য 
কার্পেট পাতে ও শয্য ইত্যাদি রচনা করে), সাকী (সুরাবাহী, পানি ও মদ যারা 
পান করায় কিংবা পরিবেশন করে) ও তোষকখানার মুহতামিম প্রভৃতি পদে নিযুক্ত 
ব্যক্তিদের (যারা ক্রীতদাস হিসাবে খিলাফতের সম্পত্তির অন্তর্ভুক্ত ছিল) সম্পদের 
কোন লেখা-জোখা ছিল না। উদাহরণস্বরূপ বলা যায় যে, খলীফা আজ-জাহিরের 
ক্রীতদাস ‘আলাউদ্দীন আত্-তাবরিসী আজ-জাহিরীর নিজস্ব সম্পত্তি থেকে প্রাপ্ত 
বার্ষিক আমদানী ছিল তিন লক্ষ দীনারের মত। বাগদাদে তার প্রাসাদের তুল্য 
প্রাসাদ আর দ্বিতীয়টি ছিল না। ঠিক একই অবস্থা ছিল মুজাহিদ উদ্দীন আয়বক 
আদ্দুওয়ায়দার আল-যুস্তানসিরীর সম্পদের । এসব লোক তাদের পুত্র-কন্যার বিবাহ 
উপলক্ষে যেভাবে উদার হস্তে যৌতুক দিয়েছিল বা উপহারসামগ্রী বন্টন করেছিল 
তাতে হতবাক হতে হয়। শেষোক্ত জনের জমিদারী থেকে প্রাপ্ত আমদানী ছিল 
বার্ষিক পাচ লক্ষ দীনার। একই অবস্থা ছিল আস-সালাহ্‌ “আবদুল গনী ইবনে 
ফাখির ফররাশের। এ ব্যক্তি মূর্খ হওয়া সত্তেও রাজসিক জীবন যাপন করত। তার 
প্রবীণ উত্তায অেধ্যাপক)-এর আয় এত স্বল্প ছিল যে, তা বিশ্বাস করাও কষ্টকর 
এঁদের ভেতর যিনি সবচে’ বেশী বেতন পেতেন তিনিও মাসিক বারো দীনারের 
বেশী পেতেন না, অথচ “আব্বাসী সাম্রাজ্যের একজন আমীর আশ-শারাবীর 
একজন খাদেমও অপর এক আমীরের শাদী উপলক্ষে চার হাযার দীনার ব্যয় 
করেছিল । স্বয়ং আমীর শারাবীর পক্ষে উপহার হিসাবে মাওসিল থেকে আনীত 
একটি পাখী উক্ত আমীরকে দান করা হয়েছিল যার মূল্য ছিল তিন হাযার দীনার ।১ 

শান-শওকত প্রদর্শনের জন্য “ঈদ ও খলীফার অভিষেক উপলক্ষে যে রাজকীয় 
মিছিল বের হস্ত তাতে গোটা বাগদাদ শরীক হ’ত। এসব উৎসব অনুষ্ঠানে 
অপরিহার্য ধর্মীয় কর্তব্যগুলো যেভাবে উপেক্ষিত হস্ত তার পরিমাপ করার জন্য 
কেবল এই একটি উদাহরণই যথেষ্ট যে, ৬৪০ হি. সনে “ঈদ উপলক্ষে যে শাহী 
মিছিল বেরিয়েছিল তা রাত্রে গিয়ে শেষ হয়েছিল। লোক এ নিয়ে এত মত্ত হয়ে 
- উঠেছিল যে, “ঈদের নামায তারা কাযা করেছিল অর্ধ-রাপ্রির কিছু পূর্বে। ২ ঠিক 
তেমনি ৬৪৪ হিজরীতে “ঈদু'ল-আযহার দিনে বাগদাদের লোকেরা খলীফার 
১. সমসাময়িক ইতিহাস গ্রন্থ আল-হশাওয়াদিছু 'ল-জামি'আ এবং আল-মাসজিদু'ল-মাসবুক ' দ্র. । 
২. আল-হ শওযাদিছু' 'ল-জামি“আ, ৬৪০ হিজরীর ঘটনাবলী । 


তাতারী ফিতনা ৪ সংকটের মুখে ইসলাম ৩১৯, 


রাজকীয় মিছিল দেখতে শহরের বাইরে বেরিয়েছিল এবং “ঈদের সালাত তারা 
আদায় করেছিল ঠিক সূর্য অস্ত যাবার মুহূর্তে । 

খলীফাকে অভিবাদন জানাতে ভুমি চুম্বনের সাধারণ রীতি তখন প্রচলিত 
ছিল। আস্তানা চুম্বন ও যমীনের ওপর নাক রেখে ষষ্ঠাঙ্গে গ্রণিপাতের নিয়মও তখন 
চালু ছিল। সম্পত্তি ছিনিয়ে নেবার ঘটনা ছিল প্রচুর । ঘুষের বাজার ছিল গরম। 
বাতেনী, ঠগ ও জোচ্চোরদের তৎপরতা খুবই বেড়ে গিয়েছিল। নীতি ও নৈতিকতা- 
বিহীন কার্যকলাপ অনেক বৃদ্ধি পেয়েছিল। মন ভোলানো কার্যকলাপের ছিল 
বেজায় জোর । গান-বাজনার ছিল আধিক্য এবং সম্পদ আহরণ ও পুঞ্জীভূতকরণের 
প্রতি ছিল মানুষের মাত্রাতিরিক্ত বৌক।১ 

এটা ছিল সেই যুগ যখন তাতারীরা ইরান ও তুর্কিস্তানকে তছনছ করে 
চলছিল, আর শিকারী পাখীর ন্যায় শ্যেন দৃষ্টিতে তাকাচ্ছিল বাগদাদের দিকেও। 
৬২৬ হিজরীর সূচনা সম্পর্কে ধতিহাসিক ইবনে কাছীর বলেন : 

আয়্যবী রাজবংশ (সুলতান সালাহুদ্দীন আয়্যুবীর বংশের সুলতানগণ) 
নিজেদের ভেতর গৃহযুদ্ধের সূচনা করে এই হিজরী সনকে স্বাগত জানায় 
বাজধানী বাগদাদে বিশৃঙ্খল ও অরাজক অবস্থা এরূপ ছিল যে, ৬৪০ হি. পর্যন্ত 
ধচলিত প্রথা অনুযায়ী খলীফার পক্ষ থেকে হজজ্জ-এর কোন ইন্তেজামই করা হয়নি; 
চা'বার গেলাফও বদলানো হয়নি। একুশ দিন পর্যন্ত বায়তুল্লাহ শরীফের দেওয়াল 
বীর একেবারে খোলামেলা ও নিরাবরণ থাকে । লোকেরা একে অশুভ 'আলামত 
ইসাবে ধরে নেয়! 

৫৭৫ হিজরীতে আন-নাসির লি-দীনিল্লাহ খিলাফতের আসনে সমাসীন হুন। 
উনি ছেচন্লিশ বছরের অধিককাল একাদিক্রমে খিলাফত পরিচালনার সুযোগ 
গান । এত দীর্ঘকাল খিলাফত পরিচালনার সুযোগ অপর কোন “আব্বাসী খলীফাই 
"ননি। কিন্তু তার খেলাফত আমলই ছিল “আববাসীয় খিলাফতের সবচেয়ে 
ভাগ্যজনক যুগ। এতিহাসিকগণ কঠোর ভাষায় তার সমালোচনা করেছেন এবং 
দর আমল-আখলাক তথা তার কার্যকলাপ ও চরিত্রেরও নিন্দা করেছেন। 
1তিহাসিক ইবনে আছীর বলেন ৪ 

জনসাধারণের সঙ্গে তীর ব্যবহার ছিল খুবই অত্যাচারমূলক। তীর যমানায় 

ইরাক একেবারে বিরান হয়ে যায়। রাষ্ট্রের অধি বিভিন্ন দেশে ও বিভিন্ন 

শহরে গিয়ে ভবঘুরে জীবন কাটাতে থাকে। তাদের সহায়-সম্পত্তি 
*ছিনিয়ে নেন। তীর কার্যকলাপ ছিল পরম্পরবিরোধী । আজ এক কথা বলতেন 
দ্র. আসরুশ-শারাহী বি-বাগদাদ, নাজী মারুফ প্রণীত, আল-আক 'লাম নামক রিসালা, বাগদাদ, মুহারাম 


৩২০ সংঘামী সাধকদের ইতিহাস 


এই যে, তিনিই সর্বাঞ্ে তাতারীদেরকে মুসলিম রাজ্যগুলোর ওপর হামলা 
করবার প্ররোচনা দিয়েছিলেন১ এবং এ ব্যাপারে তাদের নিকট পয়গাম 
পাঠিয়েছিলেন ।২ 


৬২২ হিজরীতে আন-নাসির লি-দীনিল্লাহ্‌ মারা যান। মুস্তানসির বিল্লাহ (হি. 
৬২৩-৬৪০) তীর স্থলাভিষিক্ত হন।৩ এই খলীফা ছিলেন বেশ দীনদার, পবিত্ৰ 
স্বভাব, সৎ চরিত্র ও পরিচ্ছন্ন প্রকৃতির । এ ছাড়া আরও অনেক গুণ ও বৈশিষ্ট্যের 
অধিকারী থাকায় তিনি ছিলেন একজন আদর্শ খলীফার প্রতিচ্ছবি । কিন্তু 
আফসোসের বিষয় এই যে, রাজ্যের ব্যবস্থাপনা, পরিচালনা ও সংস্কারের জন্য খুব 
বেশি সময় তিনি গাননি। ৬৪০ হিজরীতে তীর ইনতিকালের পর তৎপুত্র মুস্তা“সিম 
বিল্লাহ্‌ খলীফা হন। মুস্তা'সিম বিশুদ্ধ “আকীদার অধিকারী, দীনদার ও সংযমী 
খলীফা ছিলেন! তিনি কখনো মদ কিংবা হারাম জাতীয় কোন কিছুর ধারে কাছেও 
যাননি। তিনি প্রতি মাসের সোমবার ও বৃহস্পতিবার এবং গোটা রজব মাসব্যাপী 
সিয়াম পালন করতেন। কুরআনের হাফেজ ছিলেন। সময়মত সালাত আদায়ের 
ব্যাপারে তিনি কঠোর নিয়ম মেনে চলতেন। কিন্তু এতিহাসিক ইবনে আছীরের 
ভাব্যানুষারী স্বভাবের দিক দিয়ে তিনি প্রয়োজনাতিরিক্ত কোমল ছিলেন এবং তার 
মেধাও তত প্রখর ছিল না। ধন-সম্পদের বেলায়ও তিনি কিছুটা লোভী ও কৃপণ 
স্বভাবের ছিলেন। 

৬৪২ হিজরীতে ইবনু'ল-“আলকামী “আব্বাসী খিলাফতের উযীরে আজম 
নিযুক্ত হন।৪ এ সময় থেকেই সাম্রাজ্যের ব্যবস্থাপনার ক্ষেত্রে বিশৃঙ্খলা শুরু হয়। 
৬৫৫ হিজরীতে বাগদাদে শী'আ-সুন্নীর বিরাট দ্বন্দ্ব দেখা দেয়। এ সময় শী'আদের 
বাড়ি-ঘর, এমন কি ইবনু'ল-‘আলকামীর আত্মীয়-বান্ধবদের বাড়ি-ঘরও লুণ্ঠিত 
হয়।৫ এসব ঘটনাদৃষ্টে তার মনে অশুভ কল্পনার ছায়াপাত ঘটা কিংবা প্রতিশোঃ 


১. বাঞজারিষৃম সারার শক্তি ওঁড়িয়ে দেবার জন্য তিনিই ভাতারীদের উ্কানি দিয়েছিলেন। খলীফার সঙ্গে 
সম্পর্কের অবনতিই এই উক্কানির কারণ। 


৩. দ্র. আল-বিদায়া ধর নিম, ১৩শ খণ্ড, ১৫৯ পৃ. ৷ 
8. পূর্ণ নাম মুওয়াযি আবু তালিব মুহাম্মদ ইব্‌ন আহমদ ইবৃন ‘আলী মুহাম্মদ আল-‘আলকামী । 
৫. জীল-বিদায়া ওয়া'ন-নিহায়া, ১৩শ খণ্ড, ১৯৬ পৃ) 


তাতারী ফিতনা ৪ নবতর সংকটের মুখে ৩২১ 


স্পৃহা জাগ্তত হওয়া অস্বাভাবিক কিছু ছিল না। সে মুহূর্তে তাতারী বিপদ বাগদাদের 
প্রবেশ পথে তার আগমনী সংকেত দিচ্ছিল। একদিকে তাতারী সেনাবাহিনী 
বাগদাদ অভিমুখে অগ্রসর হচ্ছিল, অন্য দিকে উ্বীর ইবনু'ল- 'আলকামীর পরামর্শ 
ও নির্দেশে বাগদাদে সেনাবাহিনীর সংখ্যাশক্তি বিপুলভাবে হ্রাস করা হয়! এমন 
কি অশ্বারোহী বাহিনীর সদস্য সংখ্যাও দশ সহজ্রে নামানো হয়। বাকী 
সৈন্যদেরকে বিদায় করে দেওয়া হয়। তাদের পদগুলো বিলুপ্ত ঘোষণা করা হয়। 
ফলে এ সব সৈনিকের অবস্থা এমন পর্যায়ে গিয়ে পৌছে যে, তাদেরকে বাজারে ও 
মসজিদের দরজায় ভিক্ষা করে ফিরতে দেখা যায়। কবিগণ ইসলামের এই 
দুর্দশা-দৃষ্টে শোকগাথা রচনা করেন ।১ যুস্তা“সিম ব্যক্তিগতভাবে যদিও চরিত্রবান ও 
সৎ কল্পনার অধিকারী খলীফা ছিলেন এবং রাজ্যের ব্যাপক সংস্কার ও উন্নতির 
অভিলাষী ছিলেন, কিন্তু যুগের বিপর্যয়, সামাজিক বিশৃঙ্খলা ও শাসন কর্তৃত্ব 
সমাসীন ব্যক্তিবর্গের নৈতিক অবক্ষয় ও বিকৃতি এতদূর পর্যন্ত গিয়ে পৌছেছিল যে, 
তা রুখতে এবং সমাজ ও রাষ্ট্রে সংস্কার ও সংশোধনের নতুন প্রাণ-ম্পন্দন সৃষ্টি 
করতে এমন একজন উৎসাহী মনোবলসম্পন্ন ও শক্তিশালী ব্যক্তিত্বের দরকার ছিল 
যিনি সাধারণভাবে ইতিহাসে নতুন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ও নবযুগের বিজেতা 
হিসাবে প্রমাণিত হয়েছেন। ইতিহাসে এ জাতীয় ঘটনার পুনরাবৃত্তি দেখা গেছে 
যে, অধিকাংশ রাজবংশের সর্বশেষ ব্যক্তি তথা পতনোনূখ সাম্রাজ্যের শেষ শাসক 
ব্যক্তিসত্তার দিক দিয়ে কল্যাণের প্রতীক, সংক্কারপ্রিয় ও সৎ চরিত্রবানই ছিলেন, 
কিন্তু সে বংশের কিংবা সাম্রাজ্যের জীবনদায়িনী শক্তি এমনভাবে নিঃশেষ হয়ে 
গিয়েছিল এবং বিপর্যয় ও অশান্তিকর অবস্থা বৃদ্ধি পেতে পেতে এমন পর্যায়ে গিয়ে 
পৌছেছিল যে, তখন আর সেটাকে তার স্বাভাবিক পরিণতি থেকে রক্ষা করার 
কোন পথই অবশিষ্ট ছিল না। তাই স্বাভাবিকভাবে কোন বংশ বা রাজত্বের 
পূর্বসূরীর চেয়ে উত্তম ছিলেন এবং যিনি প্রকৃতই সংস্কার ও সংশোধনের অভিলাষী 
ছিলেন। 

বাগদাদে যদিও সংক্কারবাদীদের একটি দল জ্ঞান চর্চা, শিক্ষা দান ও 'ইবাদত- 
বন্দেগীতে মশগুল ছিলেন এবং কিছু আল্লাহ্‌র বান্দা মসজিদ ও খানকাহগুলোতে 
একাগ্র চিত্তে নির্জন বাস অবলম্বন করেছিলেন, কিন্তু শাসক ও বিত্তবানদের ভেতর 
অনাচার ও বিকৃতি ছড়িয়ে পড়েছিল দারুণভাবে । সে যুগের একজন খ্যাতনামা 
এতিহাসিক আবুল হাসান খাষরাজী তাঁর যুগে ইরাকের লোকদের যে অবস্থা ছিল 
১ ৩5১277 
ামী সাধক-(১ম)-২১ 


৩২২ ‘সংগ্রামী সাধকদের ইতিহাস 


তার বর্ণনা দিতে গিয়ে বলেন : 
জায়গীর জমিদারী ও সহায়-সম্পত্তি লাভের আগ্রহ প্রবলভাবে বেড়ে গেছে। 
সমাজ সংস্কার ও জনকল্যাণমূলক কাজের প্রতি সৃষ্টি হয়েছে নিস্পৃহ ভাব । 
নাজায়েয ও অননুমোদিত পার্থিব বিষয়াদিতে লোকের মন্ততা খুবই বৃদ্ধি 
পেয়েছে। সাম্রাজ্যের কর্মকর্তা ও কর্মচারীরা জুলুম-নিগীড়নে বদ্ধপরিকর, 
সকলেই অধিকতর ধন-সম্পদ উপার্জনের প্রতিযোগিতায় লিপ্ত। 
তিনি আরও বলেন : 
এ অবস্থা খুবই বিপজ্জনক । কেননা সাম্রাজ্য কুফরীর সঙ্গে সহাবস্থান করতে 
পারে, কিন্তু জুলুমের সঙ্গে নয়” অর্থাৎ জুলুম-নিপীড়ন সাম্রাজ্যের তৃরিৎ পতন 
ডেকে আনে। 
ওদিকে মুসলিম বিশ্বের পূর্বাংশে খাওয়ারিষ্মশাহী নির্বিঘ্নে রাজত্ব করে 
চলছিলি। সে সাম্ৰাজ্য ছিল খুবই প্রভাব-প্রতিপত্তিশালী । হি. পঞ্চম শতাব্দীর শেষ 
দিকে সালজুকী সাম্রাজ্যের ধ্বংসাবশেষের ওপর এ সাম্রাজ্যে গড়ে উঠেছিল। 
. মিসর, শাম, ইরাক, হেজায ও উত্তর-পশ্চিমে এশিয়া মাইনরের সংক্ষিপ্ত সালজুকী 
এলাকা ও দক্ষিণ-পূর্বে ঘোরীদের নবোথিত সাম্রাজ্য বাদ দিলে প্রায় গোটা মুসলিম 
জগতই খাওয়ারিযূমশাহীর শাসনাধীন ছিল। এ বংশের সর্বাধিক উৎসাহী, 
মনোবলসম্পন্ন ও দিগৃবিজয়ী নৃপতি ছিলেন সুলতান “আলাদ্দীন মুহাম্মদ 
খাওয়ারিধৃম শাহ (৫৯৪-৬১৭ হি.)। তিনি কেবল তীর যুগেরই সর্বশ্রেষ্ঠ মুসলিম 
নৃপতি ছিলেন না, সম্ভবত সে যুগের সর্বাধিক শক্তিশালী সুলতানও ছিলেন। 
হ্যারল্ভ ল্যান্ব ডেঁশটবঠ) তার “চেঙ্গীয খান” নামক পুস্তকে ঠিকই লিখেছেন : 
মুসলিম বিশ্বের হৃৎপিণ্ড সুলতান মুহাম্মদ খাওয়ারিযুম শাহ আওরঙ্গশাহীর 
ওপর রণদেবতা সেজে বসেছিলেন। তাঁর রাজ্যসীমা ভারতবর্ষের সীমান্ত থেকে 
বাগদাদ এবং খাওয়ারিযৃম সমুদ্র আরাল সাগর) থেকে পারস্যোপসাগর পর্যন্ত 
ছিল বিস্তৃত। সালজুকী তুকাঁ ভিন্ন, যারা ভ্রুসেডারদের ওপর জয় লাভ করেছিল 
এবং মিসরের মামলূক সুলতানগণ ছাড়া- যারা উত্তরোত্তর উন্নতি ও শ্রীবৃদ্ধির 
পথে ধাবিত হচ্ছিল, বাকি মুসলিম সাম্রাজ্যের ওপর সুলতান মুহাম্মদ 
খাওয়ারিষূম শাহ পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত করেছিলেন। মর্যাদার দিক দিয়ে 
সুলতান মুহাম্মদ ছিলেন রাজাধিরাজ (শাহানশাহ)। “আব্বাসী খলীফা নাসির 
লে-দীনিল্লাহ সুলতানের প্রতি নারায ছিলেন। কিন্তু এতদৃসন্তেও তিনি তার 
48 “আসরু'শ-শারাবী বি বাগদাদ" 
| 


তাতারী ফিতনা ঃ নবতর সংকটের মুখে ৩২৩ 


শক্তির স্বীকৃতি দিতেন। বাগদাদের খলীফা পার্থিব সকল ক্ষমতা হারিয়ে 

রোমের পোপের ন্যায় কেবল ধর্মীয় নেতা হিসাবে কোনরূপে নিজের অভিতূ 

বাচিয়ে রেখেছিলেন। ১ 

আরব এঁতিহাসিকগণ “আলাউদ্দীন মুহাম্মদ খাওয়ারিযূম শাহর জীবন-চরিত্রে 
ও আচার-ব্যবহারে বড় রকমের কোন দুর্বলতা কিংবা ব্যক্তিগত দোষক্রটি পাননি, 
বরং সকলেই তার দীনদারী, সৎ নিয়ত, বীরত্ব ও দৃঢ়তার সাধারণ স্বীকৃতি 
দয়েছেন। কিন্তু এতে কোনই সন্দেহ নেই যে, তার সকল যোগ্যতা ও শক্তিই সে 
বব ছোট-বড় সাম্রাজ্যকে নিঃশেষ করতে ব্যয়িত হয়েছে যেগুলো তীর বিশাল 
বস্তৃত সাম্রাজ্যের পূর্বাংশে ছিল। একদিকে উত্তর ও পশ্চিমে তিনি 
চাদের শেষ সীমা পর্যন্ত পিছু হটতে বাধ্য করেন, অপরদিকে পূর্ব ও দক্ষিণে তিনি 

নীদের সঙ্গে নিরন্তর লড়াইয়ে ব্যাপৃত থাকেন এবং তাদেরকেও একটি সীমাবদ্ধ 
শে আবদ্ধ থাকতে বাধ্য করেন। ইরান ও ভুকিস্তানের সামরিক কাঠামো এই 
ব্যাহত ও নিরন্তর যুদ্ধের কারণে ভেঙে পড়ে। গ্রাকৃতিক ও মানবীয় সম্পদে 
মৃদ্ধ এ রাষ্ট্রপুঞ্জের শহর ও পল্লীগুলোর ভাগ্যাকাশ অহরহ যুদ্ধের মেঘে ছেয়ে 
[কিত। বিজিত দেশের সম্পদ, উৎপাদিত দ্রব্য এবং সেই সাথে কারিগর ও শিল্পী 
সে জড়ো হয়েছিল মুসলিম সাম্রাজ্যের এই কেন্দ্রভুমিতে। তাই আধুনিক সং 
থা নগর সভ্যতার দ্রুত বিস্তৃতি ঘটেছিল এবং সেই সাথে সংগৃহীত হয়েছিল 
চুর্ধ, নেতৃত্ব ও বিজয়ের প্রয়োজনীয় উপাদান। সে যুগের সাংস্কৃতিক জীবনের 
নিষ্টকারিতার উল্লেখ সে সব ইতিহাসে পাওয়া দুষ্কর যে ইতিহাস কেবল 
জ-রাজড়া ও তীদের দরবারের সঙ্গে সম্পৃক্ত। এসবের কিছু সন্ধান যদি পাওয়াও 
মন তবে তা পাওয়া যাবে সুফী-দরবেশ, বুযুর্গ ও মহান সংক্কারকদের স্মারকলিপি 
নাটবুক), বাণী সংকলন ও তীদের ওয়া'জ-নসীহতে যার বিরাট অংশই তাতারী 
বনে ভেসে গেছে। এ ক্ষেত্রে “চেঙ্গীয খান” গ্রন্থের লেখক খ্রিষ্টান এঁতিহাসিক 
রল্ড ল্যাম্-এর বর্ণনা কেবল ধৰ্মীয় ঈর্ষাণোদিত ও অতিরঞন দোষে দুষ্ট বলে 
টয় দেওয়া যাবে না। 

মুসলমানদের গোটা জগৎটাই ছিল লড়াই-সংঘর্ষের জগত, ছিল গান-বাজনা 
ও সুর সংযোজনার উনুকতপ্রাঙ্গণ। তারা এর ভাল সমঝদার ছিলেন। কিন্তু 
তাদের বাহ্যিক দিকের মত অভ্যন্তরীণ দিকেও এক উত্তেজনাকর অবস্থা সব 
সময় অনিবার্ভাবে বিরাজ করত। রাজা-বাদশাহদের স্থলে গোলাম ও মামলূক 
(ুক্তিথাপ্ত ক্রীতদাস)-রাই রাজত্ব করত। ধন-সম্পদ সঞ্চয়ের প্রতি তাদের 


ন্গীয খান, ১৪৭ পৃ. মওলভী ‘ইনায়েতুল্লাহ মরহুম কর্তৃক অনুদিত । 


৩২৪ সং্থামী সাধকদের ইতিহাস 


আগ্রহ ছিল প্রবল। নৈতিক ও চারিত্রিক বিচ্যুতি এবং রাষ্ট্রীয় মনোমুগ্ধকর 
বিষয়াবনীর কোন ঘাটতি ছিল না। রাষ্ট্রীয় ব্যবস্থাপনা এমন সব লোকের হাতে 
ছিল- প্রজাদের শোষণ ও লুষ্ঠনই ছিল যাদের একমাত্র কাজ। সন্ত্রম-বিক্রেতার 
হাতে ছিল নারীর দেখাশোনার দায়িত্ব আর ঈমানের মালিক ছিলেন খোদা । ৯ 


এমতাবস্থায় খাওয়ারিষ্ম শাহী সুলতানদের দ্বারাও সেই একই ধ্বংসাত্মক ভুল 
সংঘটিত হ'ল যে ভুল করেছিল স্পেনের আরব শাসকবৃন্দ এবং যে ভুল আল্লাহও 
ক্ষমা করেননি। সে তুল হ’ল, তারা তাদের গোটা শক্তি সাম্রাজ্যের বিস্তৃতি ও 
সংহতকরণ এবং প্রতিপক্ষের দমনে ব্যয় করেছিল। যে সব মানব বসতি ছিল 
তাদের সীমান্ত সংলগ্ন এবং ছিল একট স্বয়ংসম্পূর্ণ জগত সেখানে ইসলামের প্রচার 
ও আল্লাহ্‌র এই শেষ পয়গাম পৌছুবার আদৌ কোন চিন্তাও তারা করেনি। ধর্মীয় 
আবেগ ও প্রেরণার কথা না হয় বাদই দিলাম, রাজনৈতিক কারণেও তো তারা এই 
বিস্তৃত মানব বসতিকে নিজেদের সমমনা ও একই বিশ্বাসে বিশ্বাসী করে তুলতে 
পারত, যার ফলে তারা চিরদিনের তরে সেই বিপদের হাত থেকে নিরাপদ হয়ে 
যেত যা কেবল তাদের নয়, বরং গোটা মুসলিম সমাজের সামনে এসে দেখা 
দিয়েছিল । | 

এ রকম যুগ ও অবস্থার ভেতর তাতারীরা তাদের সর্দার ও নেতা চেঙ্ীয 
খানের২ নেতৃত্বে খোদায়ী আযাব ও গযব হিসাবে মুসলিম জাহানের পূর্বাংশ ইরান 
ও তূরবিস্তানের দিকে অগ্রসর হয়। এরপর বাগদাদের পালাও এসে যায় যার চিত্র 
ওপরের লাইনগুলোতে অংকিত হয়েছে। শেষ পর্যন্ত ৬৫৬ হিজরীতে তারা এর 
প্রতিটি ইটও ভেঙে গুঁড়িয়ে চুরমার করে দেয়। 

Lass paler - Lal pis sale ০ EES 25 15519 

+ lial! 
তোমরা সেই বিপর্যয় ও দুর্বোগ থেকে সাবধান হও যা কেবল জালেমদেরই 
পাকড়াও করবে না; জেনে রেখ, আল্লাহ্‌ শান্তি দানে বড় কঠোর। 
-আল-কুরআন। 

বাহ্যিক দৃষ্টিতে এর পেছনে যে কারণ ক্রিয়াশীল ছিল তা এই যে, চে্গীয খান 
খাওয়ারিষ্ম শাহকে বার্তা পাঠায়, আমিও বিস্তৃত এক সাম্রাজ্যের অধীশ্বর। এটাই 
iY চে খান ১৪৩ পর্যাপ্ত ৷ রে মরহুম অনুদিত ওপর প্রথম হামলা 


হয় ৬১৬ হিজরীতে ৬২৪ হিজরীতে তার সত হয় 
করে। তার পৌত্র হালা খানের নেতৃত্বে ফৌজ ৬৫৬ হিজরীতে বাগদাদ আক্রমণ করে। 


তাতারী ফিতনা £ নবতর সংকটের মুখে ৩২৫ 


ভাল যে, আমরা উভয়ে বাণিজ্যিক সম্পর্ক গড়ে ভুলি । আমাদের ব্যবসায়ী 
বণিককুল ভয়-ভীতিহীনভাবে ও নিঃশংক চিত্তে আপনার রাজ্যে যাবে এবং 
এখানকার উৎপন্নজীত বিশেষ দ্রব্যাদি ও মাল-সামান আপনার ওখানে বিক্রি করবে 
আর আপনার ব্যবসায়ীরাও পরম নিশ্চিন্তে আমাদের দেশে আসবে এবং ওখানকার 
মাল-সামান এখানে বিক্রি করবে । খাওয়ারিয্ম শাহ্‌ এ প্রস্তাব মঞ্জুর করেন এবং 
বাণিজ্যিক সম্পর্ক প্ৰতিষ্ঠিত হয়। বাণিজ্য কাফেলা দ্বিধাহীনভাবে ও অসংকোচে 
একে অপরের দেশে যাতায়াত করতে থাকে! এরপর এমন কি ঘটল যার ফলে 
মুসলিম জগত আকন্মিকভাবে রক্তের সমুদ্রে নিমজ্জিত হ'ল? এর বিস্তারিত বিবরণ 
পাশ্চাত্য এঁতিহাসিকের মুখ দিয়েই শোনা যাক- মুসলিম এঁতিহাসিকের বর্ণনায়ও 
এর সত্যতার সমর্থন মেলে ।১ 
কিন্তু যে বাণিজ্যিক সম্পর্ক চেঙ্গীয খান কায়েম করেছিলেন তা অকস্মাৎ ছিন্ন 
হয়ে যায়। আর তা এভাবে যে, কারাকোরাম থেকে ব্যবসায়ীদের একটি 
কাফেলা পশ্চিমে আসছিল । পথিমধ্যে উত্রার শাসনকর্তা অনিলজুক 
কাফেলার সমস্ত লোক বন্দী করে এবং তার প্রভু খাওয়ারিষ্ম শাহকে অবহিত 
করে যে, এই কাফেলার ভেতর গুপ্তচর রয়েছে। অনিলজুকের এ ধারণা ছিল 
একান্ত তারই বুদ্ধিগ্রসূত। 
উতরার শাসকের কাছ থেকে এ সংবাদ আসতেই সুলতান মুহাম্মদ 
খাওয়ারিষ্ম শাহ্‌ কোনরূপ চিন্তা-ভাবনা না করেই কাফেলার সমস্ত বণিককেই 
হত্যার নির্দেশ দেন। এই নির্দেশ অনুসারে কারাকোরাম থেকে আগত সমস্ত 
বণিককেই হত্যা করা হয়। এই ঘটনা সম্পর্কে অবহিত হতেই চেঙ্গীয খান এর 
বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তাৎক্ষণিকভাবে একদল দূত পাঠান। সুলতান 
মুহাম্মদ এই দূতদলের সর্দারকেও হত্যা করেন এবং দলের অন্যান্য সদস্যের 


বিবৃত করে। গোবি মরুভূমির অধিপতি অবস্থার এ বর্ণনা শ্রবণ মাত্রই একটি 
পাহাড়ে আরোহণ করেন যাতে একাকী গোটা বিষয়টির সকল দিক ভেবে 
দেখতে পারেন। মোগল দূত হত্যা ছিল এমন একটি অমার্জনীয় অপরাধ যা 
কোনরূপ শাস্তি দান ব্যতিরেকে এমনিতে ছেড়ে দেওয়া তাদের পক্ষে অসম্ভব 


__ শী শী 
১. আল-বিদায়া ওয়া'ন-নিহায়া- ১৩শ খণ্ড, ২০০-৪ পৃঃ আল-কামিল, ইবনু'ল-আছীরকৃত, ১২শখণ্ড, ১৪৯ 
পূ! 


৩২৬ সংগামী সাধকদের ইতিহাস 


ছিল। এটি এমন একটি কর্ম ছিল যার বদলা নেওয়া মোগলদের অতীত 
এতিহ্য অনুপারেই অপরিহার্য ছিল । | 
- চেঙ্গীয খান বলেন $ আসমানে যেমন দু'টো সূর্যের অস্তিত্ব কল্পনা করা যায় 
না, ঠিক তেমনি পৃথিবীর বুকে দু'জন খাকান (সম্রাট) থাকতে পারে লা।১ 


তাতারী আক্রমণের আওতায় মুসলিম প্রাচ্য ভূখণ্ড 

তাতার্ীরা প্রথমে বোখারাকে তাদের আক্রমণের লক্ষ্যে পরিণত করে এবং 
একে পরিণত করে ধ্বংসন্তূপে । শহরের একজন অধিবাসীও তাদের হাত থেকে 
জীবন বাচাতে পারেনি। এরপর সমরকন্দ শহরও মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয় 
এবং এর সমস্ত অধিবাসীকেই তলোয়ারের মুখে নিক্ষেপ করা হয় । মুসলিম বিশ্বের 
উল্লেখযোগ্য শহরগুলোর মধ্যে রে, হামদান, যুনজান, কুষভীন, মার্ভ, নিশাপুর ও 
খাওয়ারিযূম একই ভাগ্য বরণ করে৷ ইসলামী বিশ্বের একমাত্র বাদশাহ ও 
সর্বাপেক্ষা শক্তিশালী সুলতান খাওয়ারিষ্ম শাহ তাতারীদের ভয়ে পালিয়ে বেড়াতে 
থাকেন। তাতারীরাও তীর পশ্চাদ্ধাবন অব্যাহত রাখে। শেষাবধি এক অজ্ঞাতনামা 
উপদ্ধীপে তীর ইনতিকাল হয়। 

খাওয়ারিয্‌ম শাহ ইরান ও তুর্কিস্তানের মুসলিম রাজ্য ও স্বায়ত্তশাসিত 
সরকারগুলোকে তীর বিশাল রাজত্বের অন্তর্ভুক্ত করে নিয়েছিলেন । অতএব, 
তাতারীদের মুকাবিলায় তিনি যখন পরাজিত হলেন তখন তাদের সুকাবিলা 
করবার মত প্রাচ্য ভূখণ্ডে আর কেউ রইল না। তাতারীদের ভয়ে মুসলমানরা এত 
বেশি ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েছিল যে, একজন তাতারীও যে গলিতে ঢুকেছে, 
সেখানে এক শ' জন মুসলমান থাকলেও তাদের ভেতর একজনেরও সাহস হয়নি 
তার সম্মুখীন'হবার। সে একে একে সবাইকে হত্যা করেছে। তার প্রতি কেউ হাত 
পর্যন্ত তোলেনি। কোন এক তাতারী মহিলা পুরুষের বেশে কোন ঘরে প্রবেশ 
করেছে এবং একাকী ঘরের সমস্ত অধিবাসীকে হত্যা করেছে। এরপর তার সঙ্গী 
একজন কয়েদী টের পেয়েছে যে, লোকটি পুরুষবেশী একজন মহিলা, তখন সে 
তাকে হত্যা করেছে। এমনও দেখা গেছে যে, একজন তাতারী কোন মুসলমানকে 
গ্রেফতার করেছে। এরপর সে মুসলমান বন্দীকে বলেছে ঃ তোর মাথাটা পাথরের 
ওপর রাখ, আমার তলোয়ারটা আমি নিয়ে আসি, তারপর তোকে জবাই করব। 
মুসলমান বিবশ অবস্থায় পড়ে থেকেছে, পালাবার কথা একবারও তার মনে 
১. চেঙ্গীয খান, ১৪৩ পু. হ্যারন্ড ল্যাকৃত। 


_ তাতারী ফিতনা $ নবতর সংকটের মুখে ৩২৭ 


জবাই করেছে।১ 
তাতারী আক্রমণ ছিল মুসলিম জগতের ওপর আল্লাহ্র গযব । এর ফলে 
মুসলিম বিশ্বের প্রতিটি লোমকুপ ফুলে উঠেছিল। মুসলমানরা ছিল-হত-বিহ্বল। 
এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত সর্বত্রই সন্ত্রাস ও হতাশা বিরাজ করছিল। 
তাতারীদেরকে মনে করা হ’ত এমন এক বিপদ যার থেকে কোন রেহাই নেই। 
তাদের মুকাবিলা করা যায় এবং তাদেরকে পরাজিত করা যায় এ ছিল এক অসম্ভব 
কল্পনা, এমন কি তাদের সম্পর্কে এ কথা প্রবাদ বাক্যের মত তখন ছড়িয়ে 
পড়েছিল, 3০৩ ১৯ ১০১4১1 1১551 51 এ! 42৪13 অর্থাৎ “কেউ যদি তোমাকে 
বলে যে, তাতারীরা পরাজিত হয়েছে, তাহলে তুমি তা বিশ্বাস করবে না।” যে 
শহর কিংবা যে দেশের দিকেই তাদের গতি পরিবর্তিত হ'ত, ধরে নেওয়া হ'ত 
যে, এঁ শহর বা সেই দেশের দুর্ভাগ্য ঘনিয়ে এসেছে। জান-মাল, ‘ইয্যত-আবরু, 
মসজিদ-মাদরাসা কোন কিছুই নিরাপদ ছিল না তাদের হাত থেকে । তাতারীদের 
বিশেষ কোন দিক কিংবা বিশেষ কোন অভিমুখে ধাবিত হবার অর্থই ছিল 
ধ্বংসযজ্ঞ, ব্যাপক হত্যাকাণ্ড, যিল্লুতি ও সত্রম হানি। একবার প্রায় গোটা মুসলিম 
জগতই (বিশেষ করে তার পূর্বাংশ) এই বিশ্ব দহনকারী ফেতনার গ্রাসে পরিণত 
হয়েছিল। এঁতিহাসিক সব ধরনের ঘটনা অধ্যয়ন করেন এবং তা লিপিবদ্ধও 
করেন। পৃথিবীর জাতিগোষ্ঠীর ও রাষ্ট্রপুঞ্জের ধ্বংসের এত সব দৃশ্য তার চোখের 
সামনে দিয়ে গুযরে যায় যে, তা দেখার পর তার প্রকৃতি অনুভূতি শুন্য এবং তার 
লেখনী নির্মম ও নির্দয় হয়ে যায়। কিন্তু এ ঘটনার উল্লেখ করতে গিয়ে ইবনে 
আহ্ীরের মত এ্রতিহাসিকও (যিনি অত্যন্ত ধৈর্য ও সহিষ্কুতার সঙ্গে পৃথিবীর 
ইতিহাস লিখেছেন) তার মনের অবস্থা প্রচ্ছন্ন রাখতে পারেননি । তিনি লিখেছেন : 
এই দুযোর্গ ও দুর্বিপাক এত ভয়াবহ ও অসহনীয় ছিল যে, কয়েক বছর যাবত 
আমি দো-টানার মধ্যে ছিলাম এ ঘটনা সম্পর্কে আলোচনা করব কি না। 
এখনও যে করছি তাও দ্বিধা-দন্দের সাথে করছি। ইসলাম ও মুসলমানদের 
মৃত্যু খবর শোনানো কার পক্ষেই-বা সহজ, আর এতখানি বুকের পাটাই-বা 
কার আছে যে, তাদের যিল্লতী ও লাঞ্ছনার কাহিনী শোনাবে? হায়! আমি যদি 
জন্থহণ না করতাম । হায়! আমি যদি এর পূর্বেই মারা যেতাম, হারিয়ে 
যেতাম বিস্থৃতির অতলে । এতদৃসত্েও আমার কতক দোস্ত আমাকে এ ঘটনা 
লিখতে উদ্ধুদ্ধ করেন। এরপরও আমি দ্বিধাবিত ছিলাম । কিন্তু আমি দেখলাম 


১, বিস্তারিত জানতে হলে দ্র. “আল-কামিল” (ইবনে আছশীরকৃত), ১২শ খণ্ড ও দাইরাতু*ল-মা'আরিফ 
বেস্তানীকৃত), ৬ষ্ঠ খণ্ড, তাতার শিরো, ৷ 


৩২৮ সং্বামী সাধকদের ইতিহাস 


এটা না লেখার মধ্যেও কোন ফায়দা নেই। এ এমনই এক দুর্ঘটনা এবং 

এমনই এক মুসীবত যে, দুনিয়ার ইতিহাসে এর কোন নজীর পাওয়া যাবে না। 

এ ঘটনার সম্পর্ক গোটা মানব সমাজের সঙ্গে। যদি কেউ দাবি করে যে, 

আদম (আ)-এর পর থেকে আজ অবধি দুনিয়ার বুকে এ ধরনের নির্দয় ঘটনা 

আর একটিও ঘটেনি তাহলে আর এ দাবি ভুল হবে না। আর তা এজন্য যে, 
ইতিহাসে এ ধরনের ঘটনার সমপাল্লার কোন ঘটনার সন্ধানই পাওয়া যায় না। 
দুনিয়া কেয়ামত পর্যন্ত (ইয়াজবজ-মা'জুজ ভিন্ন) কখনো যেন এমন ঘটনা 
প্রত্যক্ষ না করে। এসব বর্বর পশু কারোর প্রতি এতটুকু দয়া-মায়া কিংবা কৃপা 
দেখায় নি। তারা নারী-পুরুষ ও শিশুদের হত্যা করেছে, মহিলাদের পেট 
চিরেছে এবং গর্ভস্থ সন্তানকে হত্যা করেছে। লা হণওলা ওয়ালা কু'ওয়াতা ইল্লা 
বিল্লাহি’ল-‘আলিয়্যি'ল-‘আজণীম । এ দুর্যোগ ও দুর্ঘটনা ছিল যেন বিশ্বগ্রাসী! 
মহাপ্লাবন আকারে এটি দেখা দেয় এবং দেখতে দেখতেই তা গোটা পৃথিবীটাই 

যেন ছেয়ে ফেলে ।১ 

কেবল একা মুসলিম জাহানই নয়, সে যুগের গোটা সভ্য জগতই তাতারী 
হামলায় কেঁপে উঠেছিল। যেখানে তাদের পৌছুবার সম্ভাবনা কম ছিল সেখানেও 
ভীতি ছড়িয়ে পড়েছিল। এঁতিহাসিক গীবন তার Decline and fall of the 
Roman empire নামক বিখ্যাত ইতিহাস-পুস্তকে লিখেছেন £ 

সুইডেনের অধিবাসীরা রাশিয়ানদের মারফত তাতারী ঝঞ্চার খবর শুনে 

এতটাই ভীত হয়ে পড়েছিল যে, শেষ পর্যন্ত তাতারীদের ভয়ে তারা তাদের, 

চিরাচরিত অভ্যাস পরিত্যাগ করে ইংল্যান্ডের সমুদ্ধোপকুলে মৎস্য শিকার বন্ধ 
করে দিয়েছিল। 

Cambridge History of Medieval Age নামক গ্রন্থের লেখকগণ 
মোগলদের এই ভীষণ সংঘর্ষকে- যার নেতা ছিলেন চেঙ্গীয খান- অত্যন্ত 
সুন্দররূপে নিম্নোক্তভাবে বর্ণনা করেছেন : 

মোগলদের আক্রমণ প্রতিরোধ করা ছিল মনুষ্য-শক্তিবহির্ভূত। মরু প্রান্তরের 

সমস্ত বাধা-বিপত্তি তাদের কাছে হার মানে । পাহাড়-পর্বত, নদ-নদী, সমুদ্র ও 

আবহাওয়াগত প্রতিবন্ধকতা, দুর্ভিক্ষ, মহামারী কিছুই তাদের যাত্রা পথে বাধার 

সৃষ্টি করতে পারেনি। যে কোন ধরনের ভয়ভীতি থেকে তারা ছিল মুক্ত। কোন 

দুর্গই তাদের আক্রমণের মুখে টিকতে পারত না। নিপীড়িত ও মজলুম কোন 

আদম-সন্তানের ফরিয়াদই তাদের হৃদয়ে দাগ কাটত না। ... পৃথিবীর 
১. আল-কামিল (ইবনে আহুশীর, মৃত্যু ৬৩৮ হি.), ১২শ খণ্ড, ১৪৭-৪৮ পৃ. । 


ভাতারী ফিতনা ৪ নবতর সংকটের মুখে ৩২৯ 


ইতিহাসে এই নবোভুত শক্তির আবির্ভাব অর্থাৎ এক ও একক ব্যক্তির এই 
প্রতিপত্তি যা সমগ্র জাতির সভ্যতাও সংস্কৃতিকেই বদলে দেয়- চেঙ্গীয খান 
থেকে শুরু হয় এবং তার পুত্র কুবলাই খানে গিয়ে শেষ হয়। কুবলাই খানের 
যুগেই মোগলদের সুরক্ষিত বিস্তৃত সাম্রাজ্য খণ্ডিত ও বিভক্ত হবার আলামত 
প্রকাশ পেতে শুরু করে।৯ 


বাগদাদ ধ্বংস 


শেষ পৰ্যন্ত এই বন্য ও বর্বর জাতিগোষ্ঠী মুসলিম জাহানকে পদানত করতে 
করতে, রক্তের বন্যা বহাতে বহাতে এবং সর্বত্র আগুন লাগাতে লাগাতে ৬৫৬ 
হিজরীতে চেঙ্গীয খানের পৌত্র হালাকু খানের নেতৃত্বাধীনে তৎকালীন মুসলিম 
বিশ্বের রাজধানী এবং সে যুগের সর্ববৃহৎ শিক্ষা-সভ্যতার কেন্দ্র বাগদাদে প্রবেশ 
করে এবং তার অস্তিত্ব লণ্ডভণ্ড করে দেয়। বাগদাদের ধ্বংস ও মুসলমানদের 
ব্যাপক গণহত্যার বিবরণ অত্যন্ত হৃদয়বিদারক, খুবই করুণ ও বেদনাদায়ক ৷ এর 
কিছুটা পরিমাপ করা যাবে এসব এঁতিহাসিকের বিবরণ থেকে যারা এই দুর্যোগ ও 
দুর্ঘটনার আলামত নিজেদের চোখে দেখেছেন কিংবা যারা এর প্রত্যক্ষদর্শী ছিলেন 
তাদের কাছ থেকে শুনেছেন। এঁতিহাসিক ইবনে কাছীর লিখেছেন : 
চল্লিশ দিন পর্যন্ত বাগদাদে ব্যাপক হত্যা ও ধ্বংসের রাজত্ব চলে। ফলে 
তৎকালীন বিশ্বের গৌরবোজ্জ্বল ও জমজমাট এই শহরটি ধ্বংসম্তূপে পরিণত 
হয়। মাত্র গুটি কয়েক লোকই সেখানে দৃষ্টিগোচর হচ্ছিল। বাজার ও 
পথ-ঘাটগুলো ছিল মানুষের লাশে পূর্ণ । লাশের এক একটি স্তুপ ছোটখাটো 
একটি টিলার আকৃতি ধারণ করেছিল । এসব লাশের ওপর বৃষ্টিপাত হলে তা 
(ফুলে) আরও বীভৎস আকার ধারণ করে। গোটা শহর-ভর্তি গলিত শবের 
গন্ধে এলাকার আবহাওয়াই দূষিত হয়ে পড়ে । ফলে চতুর্দিকে মহামারী শুরু 
হয়। এর বিন্সপ প্রতিক্রিয়া সিরিয়া (শাম) পর্যন্ত পৌছে। মহামারীর কারণেও 
আরও বহু লোক মারা যায় । মোট কথা, বাগদাদে তখন দুর্ভিক্ষ, মহামারী ও 
ধ্বংস-এই তিনের রাজত্ব চলছিল । ২ 
শায়খ তাজুদ্দীন সুবকী বলেন : 
হালাকু খান একটি তীবুতে বাগদাদের খলীফা যবুস্তা'সিম)-কে তলব করেন 
এবং উীর ইবনু*ল-“আলকামী, “উলামা-ই-কিরাম ও শহরের গণ্যমান্য ও 
১, “চেঙ্গীয খান” নামক পুস্তক থেকে উদ্ধৃত-২৬৬ পৃ-। 
২. আল-বিদায়া ওয়া'ন-নিহায়া-১৩শ খণ্ড ২০২-৩ পৃ. । 


৩৩০ :- আল্লাহর পথের সংগ্রামী সাধকদের 


সম্মানিত ব্যক্তিবর্গকে দা‘ওয়াত দেন যেন তারা খলীফা ও হালাকু খানের মধ্যে 
সম্পাদিত সন্ধিতে সাক্ষী হন। কিন্তু সেখানে গিয়ে পৌঁছুতেই তাদের সবাইকে 
তলোয়ারের মুখে নিক্ষেপ করা হয়। এভাবে এক দলের পর অন্য দলকে ডেকে 
পাঠিয়ে পর্যায়ক্রমে হত্যা করা হয়। অতঃপর খলীফার বিশ্বস্ত সভাসদ ও 
নিকটস্থ লোকদের ডেকে পাঠানো হয় এবং তাদেরকেও হত্যা করা হয়। 
খলীফার সম্পর্কে সাধারণভাবে প্রসিদ্ধি ছিল যে, তীর রক্ত মাটিতে বারলে 
বিরাট কোন বিপদ কিংবা দুর্যোগ দেখা দেবে । হালাকু খান দ্বিধাৰ্িত ছিলেন। 
নাসীরুত্দীন তুসী * এ সমস্যার সমাধানে এগিয়ে আসে । সে বলে ৫ এ তেমন 
কঠিন কাজ নয়। খলীফার রক্তপাত না ঘটিয়েও তো অন্য কোনভাবে তীর 
জীবন ছিনিয়ে নেওয়া যায়। অনন্তর তাকে বিছানার ওপর শুইয়ে দেওয়া হয় 
এবং পদাঘাতে পদাঘাতে তীর জীবন প্রদীপ নিভিয়ে দেওয়া হয় । 
বাগদাদে মাসাধিক কাল ধরে নরহত্যা চলে । যে দু'-চারজন এদিক-সেদিক 
আত্মগোপন করেছিল কেবল তারাই জীবন বাঁচাতে সক্ষম হয়। কথিত আছে যে, 
হালাক্‌ খানের সংগৃহীত পরিসংখ্যান অনুযায়ী নিহতের সংখ্যা ছিল ১৮ লাখ ।২ 


১. একজন ইরানী মনীষী কর্তৃক লিখিত ইতিহাস “আখবার ও আছার-ই-খাজা নাসীরুদ্দীন ভুলী”-তেহ্রান 
বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রকাশিত-থেকেও এ সমর্থিত হয়। উক্ত লেখক খলীফা হত্যার ব্যাপারে নাসীরদ্দীন ভূসীকেই 
দায়ী করেছেন। 


ভূসীর সর্ববৃহৎ যে রাজনৈতিক চাল শেষাবধি সফল হয়েছিল তা ছিল, হালাকু খানকে ‘আব্বাসী সাম্রাজ্য 
উৎখাতের জন্য উষ্কানি দেওয়া এবং খলীফার প্রাসাদ ভেঙে গুঁড়িয়ে যাটির সঙ্গে মিশিয়ে দেওয়া ৷ হালাকু নিজেও 
ছদীয় ভ্রাতা মংকু কা'আনের পক্ষ থেকে, বাতেনীদের নির্মূল করবার পর, ‘আব্বাসী খেলাফত উৎসাদনের নিমিত্ত 
আদিষ্ট ছিলেন। বাগৃদাদের খলীফা মুস্তা'সিমকে হালাকু খানের আনুগত্য স্বীকারের জন্য নির্দেশ পাঠানো হয়। পত্র 
বিনিময় চলতে থাকে। কিন্তু ফলাফল থাকে অনিশ্চিত। এরপর হালাকু খা তার সঙ্গী-সাধীদের সঙ্গে পরামর্শ 
বৈঠকে মিলিত হন। মোগলেরা নক্ষত্রের রাশিচক্রে খুবই বিশ্বাসী ছিল। দরবারে হুসৃসামুদ্দীন নামে একজন সুন্নী 
গণক অভিমত রাখেন, “বাগদাদ আক্রমণের জন্য এ মুহুর্তটি খুবই অশুভ । কেননা যখনই কোন বাদশাহ 
খেলাফতের ব্যাপারে হস্তক্ষেপ করেছে তখনই তাকে কোন না রলোন বিপদে আক্রান্ত হতে হয়েছে। আপনি যদি 
হামলা করেন তাহলে বৃষ্টি বন্ধ হবে, তুফান ও ভূমিকম্প শুরু হবে এবং জগত বিরান হয়ে যাবে। সবচেয়ে বড় 
কথা, বাদশাহ মেংকু কা'আন) মারা যাবেন।” এতদশ্রবণে হালাকু চিন্তিত হয়ে পড়েন। হালাকু এরপর তৃসীর 
অভিমত জানতে চান i ১৮১] কী 5৯৪7০ p< ৯ Jlus 1 141 তৃসী উত্তরে জানায় : 
১৪৪ ১৯1৬৯ LE lS খালী এল Li LAGS হট হিলাকু উভয়ের মধ্যে বিতর্কের 
ব্যবশা করেন। ভূসী বলে ঃ হাযার হাযার সাহাবা শহীদ হয়েছেন, কিন্তু কোন দুর্যোগ আসেনি। এ যদি 
‘আব্বাসীদেরই বৈশিষ্ট্য হয় তাহলে তাহিরের দিকে দেখ, সে মামূনের নির্দেশে তৎকালীন খলীফা আমীনের সঙ্গে , 
যুদ্ধে প্রবৃত্ত হয় এবং তাকে হত্যা করে । খলীফা মুতাওয়াক্কিলকে ভারই সন্তান ও ক্রীতদাসেরা একজোট হয়ে হত্যা 
করে। মুনতাসির ও যু'তাদিদকে আমীর-উমারা ও ক্রীতদাসেরা খতম করে। কিন্তু কই, তুফান কিংবা ভূমিকম্প 
তো হয়নি (এরপর হুস্সায়ুদ্দীন নিরুত্তর হয়ে যান)। 

4 ২৫ লক্ষ অধিবাসীর ভেতর এ অতিরঞ্জিত কিছু নয় । কতক এঁতিহাসিক এ সংখ্যা আরও কম বলে উল্লেখ করেছেন। 


তাতারী ফিতনা $ নবতর সংকটের মুখে ইসলাম ৩৩১ 


খৃষ্টানদের প্রকাশ্যে মদ্য পান ও শুকরের মাংস ভক্ষণের নির্দেশ দেওয়া হয়। 
যদিও রমযান মাস ছিল তথাপি মুসলমানদেরকেও এতে অংশগ্রহণ করতে বাধ্য . 
করা হয়। মসজিদের ভেতর মদের পিপা উজাড় করা হয় । আযান নিষিদ্ধ ঘোষিত 
হয়। এ ছিল সেই বাগদাদ যা আবাদ করার পর থেকে কখনো দারু'ল-কুফ্র 
(কাফিরদের আবাস 'ল)-এ পরিণত হয়নি। এবার সেখানে এমন ঘটনা ঘটল যার 
নজীর কোন ইতিহাসে নেই। -তাবাক"তু'স-শাফি'ঈয়্যাতু'ল-কুবরা, ৫ম খণ্ড, 
১১৪-১৫ পৃষ্ঠা ৷ 

হাযারো খারাপ দিকে থাকলেও বাগদাদ ছিল তৎকালীন মুসলিম বিশ্বের 
সর্ববৃহৎ শহর, জ্ঞান-বিজ্ঞান ও সাহিত্য-সংস্কৃতির পীঠস্থান, ‘আলিম-‘উলামা ও 
জ্ঞানী-গুণীদের আবাসস্থল এবং সর্বোপরি খেলাফতের রাজধানী। তাই সঙ্গত 
কারণেই এটা ছিল মুসলমানদের ‘ইযযত-আবরূর রক্ষক, ছিল মান-সন্ত্রমের বস্তু ৷ 
তাই এর ধ্বংস মুসলমানদের অনুভূতিতে ভীষণভাবে নাড়া দেয়। চতুর্দিকে নেমে 
আসে শোকের ছায়া । শায়খ সাদী (র)-য্নি এককালে বাগদাদের ছাত্র ছিলেন 
এবং সেখানকার জীকজমক স্বচক্ষে দেখেছিলেন,এ উপলক্ষে একটি মর্মস্পর্শী 
মছ্ছিয়া (শোকগাথা) রচনা করেন যা ছিল সে যুগের সমস্ত মুসলমানের অন্তরেরই 
প্রতিধ্বনি_ এর কতিপয় পংক্তি এখানে উদ্ধৃত করা হুল ৷ 


0০3০8 als 5৬৯০৫ এক ৯1০ ০০০1 


৩৬০ এন ania ella 015০৪ 
JE nis Ii rt SAS ০৫-০০-০০৯৪ লা 

৩318 ০055০55০055 055 ০৩০ ০৭ 
৩৮১3০ GE UM 1০ 7০৯ ০৯230 

৪০০০1 Ju ০৬৯ 15 bag ০৮৪০৩০৪০৮৮৩ 
56৩৩০ ১৪013 এ ১৪৪ 315 ৮3 

ULF 4০০৩ LEIS MESS MS JUS 5৪ 
fall ৪৪ ০৫৬ এ এ Al 01508 aad 

৩০০১ ১৪ 90৯৩ 41৯০৪ ৯৭৫৪০ lr 
৭2৯2৩ ba sis (এ SIA LIS 

০৪৪ EMS ০4০০৭৭৫০0০৯ 
০০০ এই ০ তা ms ০83 ০০৪ (0৯ এন 

০৪০ LIL SSI Lbs ৩৮৯০ এ 


এ ০৯ ০৪১ ২৭188550255 a3 


৩৩২ সং্থীমী সাঘকদের ইতিহাস 


৩ SL 0১2১ ০১৪১৯ ০০০০ ০155 চোদ 
২০০০৯ ৭৫513 01 mph AMET কপিল উস এসি 
০৪১০৪ ০৮৪1৪1১০৬০1 ০৯ 54৩৭ ০৮৯ 
০০৯০ 515৩ ভন 2551 SH 
৩১৪১১ 01১৬ ১০ ০১৬০৪ ৭১1০ Sr 
“আসমান এ অধিকার পেয়েছে যে, সে আমীরু'ল-মু'মিনীন মুস্তা'সিম বিল্লাহর 
হুকুমতের অবসানে যমীনের ওপর রক্ত বৃষ্টি ঝরাবে। 
“হে মুহাম্মদ (সা)! আপনি যখন কেয়ামতের দিন মাটি থেকে মস্তক ওঠাবেন 
তখন তা আর একটু উঠিয়ে- গোটা সৃষ্টি জগতে ইতিমধ্যে যে কেয়ামত ঘটে 
গেছে- তাও দেখবেন। - 
“প্রিয় সৃষ্টি জগতের পবিত্র রক্ত প্রিয় লোকদের আস্তান থেকে অতিক্রম 
করেছে আর এই ঘটনা আমাদের কলিজার তণ্ত খুনকে রঞ্জিত করেছে। 
“যুগের এই বিপ্লব ও কালের এই বিবর্তন সম্পর্কে সাবধান! কারোর ধারণাও 
ঠাই পাইনি যে, ওরূপ জিনিষ এরূপ হয়ে যাবে । 
“ওহে! যারা কখনো কখনো বায়তু'ল-হারামের শান-শওকত দেখেছ, একটু 
চোখ ভুলে দেখ, রোম ও পারস্যের সুলতানদের মস্তক খুলি-ধৃসরিত হয়ে 
মাটিতে পড়ে আছে। 
“মোস্তফা (সা)-এর চাচার বংশধরদের রক্ত ঝরানো হয়েছে, এমন মাটিতে 
যার ওপর বড় বড় বাদশাহ তাদের মস্তক অবনমিত করত। 
“দজলা (টাইগ্রীস) নদী রক্তে পরিপূর্ণ; এরপর যদি আবার মাথা ওঠায় 
তাহলে মক্কার খেজুর বাগানের মাটিকে রক্ত দ্বারা খামীর বানাবে। 
“এই ভয়াবহ কথায় নদীর চেহারা বিগড়ে গেছে। সে জানতে পেরেছে যে, 
তার চেহারার ওপর আসমানী বিপদের কারণে ভীজ পড়ে গেছে। 
“শহীদদের কবরের ওপর আমাদের গাওয়া শোকগাথা ও বিলাপ তাদের 
মর্যাদার উপযোগী নয়; কেননা বিরাট বড় বেহেশ্তও তাদের সম্পদের তুলনায় 
অকিঞ্চিত্কর। 
ইসলামের সম্পর্ক, নেহ-মমতা ও করুণায় কীদতে থাকবে ।” ১ - 
বাগদাদের পর তাতারীরা হল্ব (আলেপ্পো) অভিমুখে রওয়ানা হয় এবং ইবৃনে 
কাছীরের বর্ণনা অনুযায়ী সেখানেও বাগদাদের ন্যায় আচরণ করে। সেখান থেকে 


১, কুল্লিয়াত-ই-সা‘দী, ৫৬ পৃ. । 


তাতারী ফিতনা ৪ নবতর সংকটের মুখে ইসলাম ৩৩৩ 


তারা দামিশকের দিকে অথসর হয় এবং জুমাদাল-উলাতে (৬৫৮ হি.) তা দখল 
অভ্যর্থনা জানায় এবং তাদেরকে নানা রকম উপঢৌকন পেশ করে। তারা তাতারী 
শাসকদের কাছ থেকে ফরমান নিয়ে আসে এবং বিজয়ী বেশে শহরে প্রবেশ করে। 
ইবৃনে কাছীর, যিনি নিজেই দামিশকের অধিবাসী ছিলেন- উক্ত ঘটনার ছবি 
আঁকতে গিয়ে যা বলেছেন তা থেকে মুসলমানদের অসহায় অবস্থা ও লাঞ্ছনার 
পরিমাপ করা যাবে : 
খৃষ্টানরা তুমা দরজা দিয়ে প্রবেশ করে। তারা তাদের মাথার ওপর ক্রস কাষ্ট 
তুলে ধরে উচ্চৈঃস্বরে শ্লোগান দিচ্ছিল ৪ ঈসা মসীহ্‌র সত্য ধর্ম আজ বিজয়ী । 
তারা ইসলাম ও মুসলমানদের পরিফার ও খোলাখুলিভাবে নিন্দা করছিল। 
তাদের হাতে ছিল মদের পাত্র । তারা যে মসজিদের পাশ দিয়েই যাচ্ছিল তার 
আশপাশে মদ ছিটাচ্ছিল। কিছু বোতল থেকে তারা লোকের চোখ-মুখে ও 
পরিহিত কাপড়েও মদ ছিটিয়ে দিচ্ছিল। অলি-গলি কিংবা হাট-বাজার দিয়ে যে 
লোকই অতিক্রম করত, অমনি তাকে নির্দেশ দেওয়া হ'ত দাড়িয়ে ক্রস 
কাষ্ঠকে সম্মান জানাতে ৷ মুসলমানরা এ অবস্থা দৃষ্টে একত্র হয় এবং তাদেরকে 
ধাক্িয়ে মেরীর গির্জা পর্যন্ত পৌছে দেয়। সেখানে খ্রিষ্টান বক্তারা দীড়িয়ে খ্রিস্ট 
ধর্মের প্রশংসায় ব্তৃতা দেয় এবং ইসলাম ও মুসলমানদের নিন্দা জ্ঞাপন করে। 
ইবনে কাছীর সম্মুখে গিয়ে “যায়লু'ল-মির'আভ” গ্রন্থের উদ্ধৃতি দিয়ে লেখেন 8 
খ্রিন্টানেরা মদের পাত্র হাতে দামিশকের জামে" মসজিদে প্রবেশ করে। 
তাদের অভিপ্রায় ছিল, তাতারীদের আধিক্য লক্ষ্য করা গেলে অনেকগুলো 
মসজিদ তারা এই সুযোগে ধ্বংস করে দেবে। শহরে এসব ঘটতে দেখে 
মুসলমানেরা কাষী, “আলিম-“উলামা ও প্রাজ্ঞ ব্যক্তিদের নেতৃত্বে একত্রে দুর্গে 
গিয়ে তাতারী শাসক ও দুর্গাধিপতি “ঈল-সিয়ানে'র নিকট অভিযোগ দায়ের 
করে। মুসলমানদের এ অভিযোগের প্রতিকার করা তো দূরে থাক, অত্যন্ত 
লঙ্জাজনকভাবে তাদেরকে সেখান থেকে বের করে দেওয়া হয়। অপরদিকে 
অত্যন্ত ধৈর্য সহকারে খ্রিষ্টান নেতৃবর্গের বক্তব্য শ্রবণ করা হয়। -ইন্না লিল্লাহে 
ওয়া ইন্না ইলায়হি রাজিউন ।৯ 
- সিরিয়া (শাম) দখলের পর তাতারীদের লক্ষ্য স্বাভাবিকভাবেই মিসরের 
দিকেই ছিল! আর মিসরই ছিল একমাত্র দেশ যা তাতারীদের ধ্বংসযজ্ঞের হাত 


co 
১. আল-বিদায়া ওয়া’ন-নিহায়া, ১৩শ খণ্ড, ২১৯-২০ পৃ-। 


৩৩৪ সংখামী সাধকদের ইতিহাস 


৬৫৮ হিজরীর পবিত্র মাহে রমযানের ২৫ তারিখে “আয়ন-ই জালুত নামক স্থানে 
ভাতারীদের সঙ্গে মিসরের মুসলিম ফৌজের তীব্র যুদ্ধ সংঘটিত হয় এবং পূর্ব 
অভিজ্ঞতার বিপরীত এ যুদ্ধে তাতারীদের সম্পূর্ণ পরাজয় ঘটে । ফৌজ পলায়নরত 
তাতারীদের পশ্চাদ্ধাবন অব্যাহত রাখে এবং ব্যাপকহারে তাদের কচু কাটা করে। 
বিরাট সংখ্যক তাতারী মুসলমানদের হাতে বন্দীও হয়। 
সুয়ূতী “তারীখু'ল-খুলাফা” নামক গ্রন্থে বলেন : 
ভাতারীরা অপমানকর পরাজয় বরণ করে। আল্লাহ্র ফযল ও করমে 
মুসলমানরা তাদের ওপর জয়ী হয়, তাতারীরা ব্যাপকভাবে নিহত হয়! তাদের 
দিশেহারা হয়ে পালাতে দেখে মুসলমানদের মনোবল ফিরে আসে । তারা খুব 
সহজেই তাদেরকে পাকড়াও করে তাদের সর্বস্ব ছিনিয়ে নেয়। 
'আয়ন-ই-জালুত যুদ্ধের পর সুলতান আল-মালিকু'জ-জাহির বায়বার্স 
র র কয়েকবার উপর্যূপরি পরাজিত করেন এবং গোটা সিরিয়া (শাম) 
এলাকা থেকে তাদের উৎখাত ও বহিষ্কৃত করেন। এভাবে “তাতারীদের পরাজয় 
অসম্ভব”-- এই প্রবাদ বাক্য মিথ্যায় পর্যবসিত হয় ।১ 


তাতারীদের মধ্যে ইসলাম প্রচার 

সমগ্র মুসলিম জাহান এ প্রলয়ঙ্করী সয়লাবে ভেসে যাবে, এ ধরনের আশংকাই 
ব্যক্ত করেছিলেন তৎকালীন দূরদর্শী ও সংবেদনশীল মুসলিম লেখকবৃন্দ 
ইসলামের নাম-নিশানাটুকুও মুছে যাবার উপক্রম হয়েছিল। ঠিক এমনি মুহুর্তে 
সহসা তাতারীদের মধ্যে ইসলামের প্রচার কার্য শুরু হয় এবং যে কাজ 


তাতারী ফিতনা 8 নবতর সংকটের মুখে ৩৩৫ 


হওয়া ও পরাজয় বরণ করাটা যতটা বিস্ময়কর, এক বছরের মধ্যে বিদ্যুত চমকের 
মত বিস্তৃত মুসলিম সাম্রাজ্যের ওপর তাদের ছেয়ে যাওয়া এবং মুসলিম জাহানকে 
তলোয়ারের শক্তিতে জয় করা মনে করি ততটা বিস্ময়কর নয়, এজন্য যে, হি. 
সপ্তম শতাব্দীর মুসলিম জাহান সে সব রোগ-ব্যাধি ও দুর্বলতার শিকার ছিল যা 
সাধারণত সভ্যতা ও সংস্কৃতির চরম উন্নতির শীর্ষে আরোহণ করবার পর পৃথিবীর 
বিভিন্ন জাতিগোষ্ঠীর ভেতর জন্ম নেয় এবং সংশ্লিষ্ট জাতিগোষ্ঠীকে ভেতর থেকে 
ফোখলা করে ছাড়ে। অপরদিকে তাতারীরা ছিল প্রাণবন্ত, পরিশ্রমী, যাযাবর 
জীবনে অভ্যস্ত, খুন-পিয়াসী ও রক্তলোলুপ ৷ কিন্তু আশ্চর্যের বিষয় এই যে, স্বীয় 
উত্থানের চরম মার্গে অবস্থানকালে এই অর্থ-বন্য জাতিগোষ্ঠী তাদেরই হাতে 
বিজিত ও অসহায় মুসলমানদের ধর্মে দীক্ষা নিল যারা সর্বপ্রকার বস্তুগত ও 
রাজনৈতিক শক্তি খুইয়ে বসেছিল এবং যাদেরকে তারা ততোতারীরা) খুবই অবজ্ঞা 
ও শৃণার চোখে দেখত। অধ্যাপক টি. ডব্লিউ. আর্নন্ড তাঁর বিখ্যাত পুস্তক 
"Preaching of Islam"-এ এ সম্পর্কে বিশ্বয় প্রকাশ করে লিখেছেন: 
কিন্তু ইসলাম তার অতীত শান-শওকতের ধ্বংসম্তূপের ভেতর থেকে আবার 
মাথা তুলে দীড়াল এবং ইসলামের প্রচারক দল সেই বন্য মোগলদেরকে যারা 
মুসলমানদের ওপর জুলুম-নিপীড়ন চালাতে চেষ্টার এতটুকু কসুর করেনি- 
মুসলমান বানিয়ে নিল। এটি এমন একটি কাজ ছিল যা করতে গিয়ে 
মুসলমানদের ভীষণ বিপদের সম্মুখীন হতে হয়েছিল । কেননা তৎকালে আরও 
দু'টো ধর্ম বৌদ্ধ ও খ্রি্ট) মোগল ও তাতারীদেরকে তাদের ভক্তে ও অনুরক্তে 
পরিণত করতে সচেষ্ট ছিল । আর সে অবস্থাটাও খুবই বিস্ময়কর যে, যে সময়ে 
বৌদ্ধ, খ্রিস্ট ও ইসলাম ধর্ম প্রতিটিই সম্ভবত এই অত্যাচারী ও বন্য 
মোগলদেরকে নিজ নিজ আনুগত্যাধীনে টেনে আনবার চেষ্টায় নিয়োজিত ছিল 
আপন পক্ষপুটে টেনে নেবে ।১ 
ইসলামের পক্ষে এমত মুহূর্তে বৌদ্ধ ও খ্রিস্ট ধর্মের মুকাবিলা করা এবং 
মোগলদের এই দুই ধর্মের হাত থেকে বাচিয়ে স্বীয় অনুসারীতে পরিণত করা 
এমন একটি কর্ম ছিল যাতে সাফল্য লাভ করা বাহ্যত অসম্ভব মনে হচ্ছিল। 
মোগলদের এই প্রলয়ংকরী তুফানে মুসলমানদের মত আর কাউকেই এতটা 
ক্ষতিগ্রস্ত হতে হয়নি। সে সব বিখ্যাত শহর ও জনপদ যা এককালে ইসলামী 
জ্ঞান-বিজ্ঞানের পাদপীঠ ছিল এবং যেখানে এশিয়ার জ্ঞানী-গুণী ও মনীবীবৃন্দের 
১. দাওয়াতে ইসলাম- (Preaching ০615121), মওলবী ‘ইনায়তুল্লাহ অনুদিত, ২৪০-৪১ পৃ.॥ 


৩৩৬ "সংগ্রামী সাধকদের ইতিহাস 


বসতি ছিল, তার অধিকাংশই জ্লে-পুড়ে ভস্মীভূত হয়েছিল৷ মুসলিম 
জ্ঞানী-গুণী পণ্ডিতবর্গকে হয় হত্যা করা হয়েছিল নতুবা ক্রীতদাসে পরিণত করা 
হয়েছিল।৯ মোগল শাসকগণ ইসলাম ভিন্ন আর সকল ধর্মের প্রতিই সদয় ও 
সহানুভূতিশীল ছিল। কেবল ইসলামের প্রতিই তারা চরম ঘৃণা ও শক্রতাভাব 
পোষণ করত । চেঙ্গীয খান নির্দেশ দিয়েছিলেন, “যে সব লোক শরীয়ত- 
নির্দেশিত পন্থায় পশু যবাহ করবে তাদেরকে হত্যা কর।” উক্ত নির্দেশই 
কুবলাঈ খান তার শাসনামলে পুনরুজ্জীবিত করেন এবং তা ঠিকমত পালিত 
হচ্ছে কিনা- তা দেখবার জন্য সাম্রাজ্যের সর্বত্র গোয়েন্দা নিযুক্ত করেন। 
এভাবে সাত-সাতটি বছর ধরে মুসলমানদের ওপর নানারকম নির্যাতন ও 
উৎপীড়ন চালানো হয়! গরীব ও দরিদ্র লোকেরা এ সুযোগে ধন-সম্পদ জমা 
করে। ক্রীতদাসেরা স্বাধীনতা লাভের জন্য তাদের প্রভুদের নামে মিথ্যা 
অভিযোগ দায়ের করে।২ গুয়ুক খাকানের শাসনামলে (১২৪৬-৪৮ খৃ.) যিনি 
তার সাম্রাজ্যের গোটা ব্যবস্থাপনাই দু'জন খ্রিস্টান মন্ত্রীর হাতে ছেড়ে 
দিয়েছিলেন, মুসলমানদের যন্ত্রণাদায়ক শাস্তির শিকারে পরিণত করা হয়।৩ 
চতুর্থ শাসক আরগৃন খানও (১২৮৪-৯১ খৃ.) মুসলমানদের ওপর অমানুষিক 
জুলুম-নিপীড়ন চালান এবং বিচারালয়ে ও রাজস্ব বিভাগে রক্ষিত সব খাতক 
প্রজার মূলধন কেড়ে নেন এবং দরবারে তাদের আগমন বন্ধ করে দেন।৪ 


এতসব সত্তেও মোগল ও অন্যান্য জাতিগোষ্ঠী যারা মোগলদের পরে এসেছিল, 
সেই সুসলমানদেরই ধর্ম গ্রহণ করে যাদেরকে একদা তারা নিজেদের পদতলে 
পিষ্ট করেছিল ।৫ 


এ কাহিনী যতটা বিরাট ও হৃদয়বিদারক, ঠিক ততটাই আশ্চর্যজনকও যে, 
ইতিহাসে এর বিস্তারিত ও খুঁটিনাটি কোন বিবরণ মেলে না এবং যে সব লোকের 


১. মোগলেরা মুসলমানদের ওপর এমন জুলুম করেছিল যে, চীনা চিত্র প্রযোজকেরা যখন সিনেমার পর্দায় 
চিত্র প্রদর্শন করে সেখানে একটি ছবিতে দেখা যায়, শ্বেত শৃশ্রিমত্তিত এক বৃদ্ধের আগমন ঘটছে যার 
গর্দান ঘোড়ার লেজের সঙ্গে বাধা আর ঘোড়াটা তাকে টেনে হিচড়ে নিয়ে ফিরছে। এ ছবি প্রকাশ 
করছে, মোগল অশ্বারোহীরা মুসলমানদের কিরূপ যন্ত্রণা দিয়েছিল (হাওয়ার্থ, ১ম খণ্ড, ১৫৯ পৃ.)। 

২. হাওয়ার্থ, ১ম খণ্ড, ১১২, ৪৭৩ (যখন দেখা গেল যে, এই নির্দেশের ফলে মুসলিম বণিকদের দরবারে 
হানি বিজি হর িলারিডিন নু নিন রিল 
হয়)। 

৩. এ, ১ম খণ্ড, ১৬৫ পৃ 

৪, দ্য গোয়েন, ৩য় খণ্ড, ২৬৫ পৃত। 

৫. দাওয়াতে ইসলাম, ২৪৫-৪৬ পৃ. । 


তাতারীদের মধ্যে ইসলাম প্রচার ৩৩৭ 


হাতে এই বিস্ময়কর ঘটনা ঘটেছিল ইতিহাসের পাতায় তাদেরও বিশেষ কোন 
সন্ধান পাওয়া যায় লা। আল্লাহ্‌র যে সব একনিষ্ঠ বান্দা এই রক্তপায়ী তাতারী 
'জাতিগোষ্ঠীকে ইসলামের ভক্ত অনুসারীতে পরিণত করেছিল তাদেরও খুব কম 
লোকের নাম দুনিয়াবাসী জানে। কিন্তু তীদের এই কর্ম কোন ইসলামী কর্মের চেয়ে 
আদৌ কম গৌরবজনক নয়৷ তাদের অনুগ্রহ কেবল মুসলমানদের ওপর নয়, বরং 
কেয়ামত অবধি গোটা মানবতার ওপরও বর্তাবে। কেননা তীরা বন্যতা ও 
বর্বরতার প্রতীক একটি জাতিগোষ্ঠীকে এমন একটি জাতিগোষ্ঠীতে রূপান্তরিত 
করেন যারা ছিলেন শান্তি ও কল্যাণের প্রতীক, একক আল্লাহ্‌র পূজারী এবং 
রাহমাতুর্লিল-“আলামীন (সা)-এর প্রচারিত দীনের পতাকাবাহী। 
চেঙ্গীয খানের মৃত্যুতে তার বিশাল সাম্রাজ্য তার চার পুত্রের মধ্যে চার ভাগে 
বিভক্ত হয়ে পড়ে। প্রতিটি ভাগেই একযোগে ইসলামের প্রচার কার্য শুরু হয় এবং 
তাতারী খাকান (সম্রাট, রাজাধিরাজ) ও তাদের প্রচার ও প্রভাবের ফলে তাতারী 
জাতিগোষ্ঠী মুসলমান হতে শুরু করে, এমন কি এক শতাব্দীর ভেতর প্রায় সমগ্র 
তাতারী কওম মুসলমান হয়ে যায়। অধ্যাপক আর্নল্ড রেণটভদধভথ মত ভ্রফটব-এ 
এর অন্প-স্বল্প কাহিনী লিপিবদ্ধ করেছেন। চেঙ্গীষ খানের জ্যেষ্ঠ পুত্র জুজী খানের 
রাজ্যে (যিনি সাম্রাজ্যের পশ্চিম অংশ সীরা দাদরার শাসক ছিলেন) ইসলাম 
প্রচারের অবস্থা বর্ণনা করতে গিয়ে আর্নন্ড লিখেছেন : 
মোগলদের ১ম বাদশাহ যিনি মুসলমান হয়েছিলেন তীর নাম ছিল বারাকা 
খান। ইনি ১২৫৬ খৃ. থেকে ১২৬৭ খু. পর্যন্ত সীরা দাদরার শাসক ছিলেন।১ 
একদিন এই বাদশাহ এক কাফেলায় গিয়ে পৌছেন। এ কাফেলা বোখারা 
থেকে আসছিল ৷ এর ভেতর দু'জন মুসলিম শ্রমিক ছিল৷ বারাকা খান 
তাদেরকে আলাদাভাবে ডেকে নিয়ে যান এবং ইসলাম সম্পর্কে তাদেরকে কিছু 
জিজ্ঞাসা করেন। মুসলমান দু'জন ইসলামের আরকান-আহকাম তথা 
ইসলামের শিক্ষা, নীতিমালা ও বিধি-বিধান তার সামনে এত সুন্দরভাবে তুলে 
ধরেন যে, তিনি তৎক্ষণাৎ ইসলাম গ্রহণ করেন। বারাকা খান তীর কনিষ্ঠ 
ভ্রাতাকে এ সম্পর্কে অবহিত করেন এবং তাকেও ইসলাম করুল করতে 
. বলেন। এরপর বারাকা খান প্রকাশ্যে তীর মুসলমান হবার ঘোষণা দেন ।৯ 


১. ১২৬০ বৃ-এ নজসূদ্লীন মুখতার আয-যাহেদী বারাকা খানের জন্য একটি বই লিখেন যার ভেতর 
রিসালতকে দলীল হিসাবে প্রমাণ করেন এবং মুসলমান ও খরসট ধর্মের ভেতরকার ধর্মীয় বিতর্কের বর্ণনা 


দেন। 
২. আবু'ল-গাযী তুম, ১৮১-৮৭ পৃ । 
সংগ্রামী সাধক-(১ম)-২২ 


৩৩৮ সংগ্রামী সাধকদের ইতিহাস 


বায়বার্সের সঙ্গে সমঝোতা করেন। এই সমঝোতার ফলে স্বয়ং মিসর সুলতান 
সীরা দাদরার দু'শ’ মোগলকে খুবই খাতির-যত্ব করেন। এই মোগলদের 
কাহিনী এই যে, সীরা দাদরার শাসনকর্তা ও বাগদাদ বিজয়ী হালাকু খানের 
মধ্যে শত্ৰুতা বৃদ্ধি পেলে হালাকু খানের সৈন্যদলের এই দু'শ’ মোগল সেখান 
থেকে পালিয়ে শাম এলাকায় চলে আসে। সেখান থেকে তাদেরকে পূর্ণ সম্মান 
ও মর্যাদার সঙ্গে কায়রোয় পৌছিয়ে দেওয়া হয়। মিসর দরবারের পক্ষ থেকে 
তাদেরকে ইসলাম কবুলের আহ্বান জানানো হয়।১ সুলতান রুকনুদ্দীন এ সব 
মোগলের ভেতর দু'শ’ লোকের সঙ্গে তার কতিপয় দূত প্রেরণ করেন এবং 
তাদের মারফত বারাকা খানের কাছে একটি চিঠিও পাঠান। এরা সীরা দাদরা 
থেকে কায়রো ফিরে এসে সুলতানকে সংবাদ দেয় যে, বারাকা খানের 
আমীরদের নিকট ও শাহ্যাদীর কাছে একজন করে ইমাম ও মুয়াযযিন নিযুক্ত 
আছেন এবং বাচ্চাদের মকতবে কুরআন শরীফ পড়ানো হচ্ছে।২ সুলতানকে 
তারা এও বলে, “আমরা যখন কায়রো থেকে রওয়ানা হয়েছিলাম তখন 
পথিমধ্যে বারাকা খানের দূতের সঙ্গে আমাদের সাক্ষাত হয়।৩ দূত মিসরের 
সুলতান সমীপে এই সংবাদ দেবার জন্য হাযির হয়েছিল যে, বারাকা খান ও 
তীর প্রজাবর্গ মুসলমান হয়ে গেছেন।” মোট কথা, বারাকা খান ও সুলতান 
রুকবুদ্দীনের ভেতর এঁক্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপিত হবার পর সীরা 
দাদরারও বহু মোগল মিসরে আগমন করে । এখানে তারা ইসলাম সম্পর্কে 
বিস্তারিত জানার সুযোগ পায় এবং আগ্রহের সাথে ইসলাম গ্রহণ করে ।৪ 
তাতারী সাম্রাজ্যের দ্বিতীয় ভাগে অর্থাৎ ঈলখানিয়া শাসনাধীন এলাকায় ইসলাম 
প্রচার সম্পর্কে আনন্ড লিখেছেন : 
ইরানে হালাকু খান ঈলখানিয়া রাজবংশের প্রতিষ্ঠাতা। এ সময় তুকীর্দের 
ভেতর ক্রমান্বয়ে ইসলামের প্রচার শুরু হয়। হালাকু খানের পুত্র তেকুদার৫ 
তদীয় ভ্রাতা বাকা খানের স্থলাভিষিক্ত হন। ঈলখানিয়া রাজবংশের ইনিই প্রথম 
বাদশাহ যিনি ইসলাম কবুল করেন। সে যুগের একজন খ্রিষ্টান লেখক 
লিখেছেন৬ যে, তেকুদারের শিক্ষা ও প্রশিক্ষণ হয়েছিল খ্রিস্ট ধর্মের ওপর ৷ 
শৈশবে তাঁকে ব্যাপ্টাইজ্ড করা হয়েছিল এবং তাঁর নাম রাখা হয়েছিল 
মাকরিযী, ২১ ভূম, ১৮৩, ৮১, ৮৭ পৃ.। 


ওয়াসসাফ এই বাদশাহর নাম মুসলমান হবার আগে তেকুদার এবং মুসলমান হবার পর আহমদ লিখেছেন। 
- হায়দুম-রোমোসিভ তুম, ২য় খণ্ড, ৬০ পৃ. । . 


তাতারীদের মধ্যে ইসলাম প্রচার ৩৩৯ 


নিকোলাস। তেকুদার যৌবনে পদার্পণ করবার পর মুসলিম সাহচর্ষের প্রভাবে 
খ্রিস্ট ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন৷ তার ইসলামী নামকরণ করা 
হয় সুলতান মুহাম্মদ (আহমদ) ৷ তিনি খুবই সচেষ্ট ছিলেন যাতে করে গোটা 
তাতারী জাতিগোষ্ঠী ইসলাম কবুল করে। এর জন্য তিনি লোকদেরকে 
পুরস্কার, সম্মানসূচক ডিগ্রী ও ক্ষমতা প্রদান করেন! তার আমলে বহু তাতারী 
ইসলাম গ্রহণ করে । এই বাদশাহ মিসরের সুলতানকে নিম্নোক্ত পত্রের মাধ্যমে 
তীর মুসলমান হবার সংবাদটি জানিয়েছিলেন : 


সুলতানের নামে প্রেরিত হচ্ছে। পর সমাচার এই যে, আল্লাহ পাক তার অসীম 
অনুগহে ও হিদায়াতের আলোকে যৌবনের প্রারন্তেই আমাদেরকে তীর 
সার্বভৌমত্ব ও ওয়াহ্দানিয়াত স্বীকার, মুহাম্মদ (সা)-এর নবৃওতকে সত্য বলে 
বিশ্বাস এবং স্বীয় বন্ধু ও নেক বান্দাদের সম্পর্কে শুভ ধারণা পোষণ করবার 
তওফীক দিয়েছেন। তিনি যাকে হিদায়াতের উজ্জ্বল রাজপথে টেনে আনতে 
চান তার মন-মানসকে ইসলাম কবুল করবার জন্য উন্মুক্ত করে দেন। আমরা 
সেদিন থেকে আজ পর্যন্ত ইসলামের গৌরব বৃদ্ধি এবং ইসলাম ধর্ম ও 
মুসলমানদের পারস্পরিক ব্যাপারগুলো সংশোধন করবার জন্য আগ্রহ পোষণ 
করে আসছি। আমার মহান পিতা ও শ্রদ্ধেয় ভ্রাতার পক্ষ থেকে আমাদের 
কাছে রাজ্য শাসনের সুযোগও এসে পৌছেছে এবং আল্লাহ্‌ তার অসীম 
মেহেরবানীতে আমাদের আশা-আকাঙক্ষা পূরণ করেছেন এবং রাজত্ব ও 
সাম্রাজ্য দান করেছেন৷ অতঃপর পবিত্র কুরবুলতাঈ কেরেলতাই)-এর যদ্বারা 
আমি এমন একটি মজলিস বোঝাতে চাচ্ছি যেখানে সমস্ত স্বগোত্রীয় ও স্বধমীয় 
আত্মীয়-বান্ধব, বড় বড় আমীর ও ফৌজের অধিনায়কগণ পরামর্শের জন্য 
বৈঠকে মিলিত হন- সবাই একবাক্যে স্বীকার করেছে যে, আমাদের শ্রদ্ধেয় 
ভ্রাতার নির্দেশে সেনা অভিযান চালানো হবে এবং আমাদের ফৌজের ভেতর 
থেকে, যাদের সংখ্যাধিক্যের কারণে বিস্তৃত ভূখণ্ড সংকীর্ণ হয়ে গেছে এবং 
যাদের প্রচপ্ততা ও ভয়াবহতায় সবার অন্তর কেঁপে উঠেছে, একটি বিরাট 
অংশকে চতুর্দিকে পাঠাতে হবে। এই সেনা অভিযান এমন সুদৃঢ় ইচ্ছা ও 
অভিপ্রায় নিয়ে পাঠাতে হবে যার সম্মুখে সুউচ্চ পাহাড়ও মাথা হেট করবে, 
কঠিন প্রস্তরও হয়ে পড়বে দ্রবীভূত। আমরা এ নিয়ে ভেবে দেখেছি? 
ইসলামের রীতিনীতি ও চাল-চলনের আমরা পুনরুজ্জীবন ঘটাতে চাই এবং 
আমাদের তরফ থেকে যে নির্দেশ ও বিধি-বিধান জারী হবে তার ফলে 


৩৪০ সংগ্রামী সাধকদের ইতিহাস 


রক্তপাত যেন থেমে যায়, মানুষের দুঃখ-কষ্টের যেন লাঘব হয়, পৃথিবীর 
চতুর্দিকে শান্তি ও নিরাপত্তার আবহাওয়া যেন বিরাজ করে এবং বিভিন্ন শহরের 
শাসকগণ আমাদের সদয় ও কোমল আচরণের কারণে যেন আরাম পায়। 
মেহেরবান।৷ এজন্য আল্লাহপাক আমাদের অন্তর রাজ্যে এভাবের উদয় 
ঘটিয়েছেন যেন আমরা প্রজ্জ্বলিত অগ্নি নির্বাপিত করি এবং ফিতনা-ফাসাদ 
তথা পৃথিবীর অশান্তি ও বিপর্যয় দূর করি। যারা এ ব্যাপারে একমত আমরা 
যেন তাদেরকে আমাদের কর্মপন্থা সম্পর্কে অবহিত করি, যদ্বারা বিশ্বের 
জ্রা-ব্যাধি ও জ্বালা-যন্ত্রণা দূর হবার আশা করা যায় এবং যা সর্বাগ্রে 
বাস্তবায়িত করতে আল্লাহ্‌ পাক আমাদেরকে নির্দেশ দিয়েছেন। এ কারণেই 
আমরা তীরের ফলক সক্রিয় করে তুলতে এবং ধনুকে ছিলা সংযোজন করতে 
তাড়াহুড়ো করি না এবং যতক্ষণ না সত্য প্রকাশ পায়, দলীল-প্রমাণ সবল ও 
শক্তিশালী হয় আমরা কোন কিছুর অনুমতি দেই না। শায়খু'ল-ইসলাম 
ক্লাদওয়াতু'ল-“'আরিফীনের উপদেশ আমাদের এই ইচ্ছা ও অভিপ্রায়কে সুদৃঢ় ও 
পাকাপোক্ত করে দিয়েছে। অনন্তর আমরা একটি ফরমান জারী করেছি যা 
হিসাবে বিবেচিত হবে। আমরা এই ফরমান মান্যকারীদের উদ্দেশ্যে 
কাষীউ’ল-কুষাত কুত্বুদ্দীন শীরাধী ও আতাবেক বাহাউদ্দীন, যিনি এই 
সালতানাতের একজন সম্মানিত সদস্য-কে পাঠিয়েছি যাতে তারা লোকদেরকে 
নামাযের তরীকা সম্পর্কে অবহিত করেন এবং সমগ্র মুসলমানদের ফায়দার 
জন্য যে কথা আমাদের মনে প্রচ্ছন্ন রয়েছে- সবাই যেন তা জানতে পারে। 
অধিকন্তু সবাইকে এও যেন জানিয়ে দেওয়া হয় যে, আল্লাহ্‌ আমাদেরকে 
অন্তৰ্দৃষ্টি ও হিদায়াত দান করেছেন এবং ইসলাম সে সমস্ত গুনাহ মাফ করে 
দিয়েছে যা মুসলমান হবার আগে আমরা করেছি। এখন তো আল্লাহ্‌ 
আমাদেরকে হিদায়াত দান করেছেন যেন আমরা সত্যের ও সত্য পথের 
পথিকদের অনুসরণ করি। অতএব, লোকের অন্তর-মানস যদি এমন 
দলীল-প্রমাণ চার যন্দারা তারা আমাদের ওপর ভরসা করতে পারে এবং এমন 
প্রমাণপঞ্জীর দাবি জানায় যদ্দারা সাফল্যের আশা করতে পারে তাহলে তারা 
যেন আমাদের সে সব শ্রেষ্ঠত্ব ও মর্যাদার দিকে দৃকপাত করে যা পৃথিবীর বুকে 
সাধারণভাবে মশহুর হয়ে গেছে। কেননা আমরা আল্লাহ্‌র অনুগ্রহে ধর্মের 
পতাকা সমুন্নত করেছি এবং প্রতিটি নির্দেশ জারী করতে উক্ত আদর্শের প্রতি 


ভাতারীদের মধ্যে ইসলাম প্রচার ৩৪১ 


লক্ষ্য রেখেছি এবং শরীয়তে সুহাম্মদীর কানুনগুলো তার শ্রেষ্ঠত্‌ ও মহামর্যাদার 
দাবি মাফিক ন্যায় ও সুবিচারের ভিত্তিতে জারী করেছি। আমরা আমাদের 
সমস্ত প্রজার অন্তর প্রসন্ন করেছি। যাদের থেকে ইতোপূর্বে কোন মন্দ ও 
অন্যায় আচরণ পরিদৃষ্ট হয়েছে তাদের সবাইকে আমরা মাফ করে দিয়েছি। 
আল্লাহ্‌ তাদের অতীতের সব গোনাহ-খাতা মাফ করে দিন। আমরা 
মুসলমানদের ওয়াক্ফ সম্পত্তির, যার ভেতর মসজিদ, মাদরাসা ও কবরস্থান 
শামিল, সংস্কার করেছি এবং সমস্ত দাতব্য প্রতিষ্ঠান, মেহমানখানা- যেগুলো 
একেবারে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল, পুনরায় আবাদ করেছি। ওয়াকু'ফ 
সম্পত্তির-আয়-আমদানি আগের নিয়ম মাফিক ও ওয়াক্‌ ফকারীর শর্তমাফিক 
হুকদারকে পৌছে দিয়েছি আমরা নির্দেশ দিয়েছি যে, আমাদের প্রশাসনে 
নিয়োজিত কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ হাজীদের ব্যাপারটাকে সর্বাধিক গুরুত্ব 
দেবে, তাদের জন্য সফরের প্রয়োজনীয় উপকরণের ব্যবস্থা করবে, যে সব 
রাস্তা দিয়ে তারা হজ্জ করতে যাবে সেগুলো আবাদ ও নিরাপদ রাখবে এবং 
হাজীদের কাফেলা পরিপূর্ণ আরামের সঙ্গে রওয়ানা করবার ব্যবস্থা করবে। 
আমরা সকল সওদাগরকে যারা আমাদের দেশে যাতায়াত করে থাকে, পরিপূর্ণ 
স্বাধীনতা দিয়েছি যে, তারা যেভাবে খুশি সফর করবে! ফৌজ, কোতওয়াল ও 
সান্ত্রীদেরকে, যারা সাম্রাজ্যের বিভিন্ন অংশে শান্তি ও নিরাপত্তা রক্ষার দায়িত্বে 
নিয়োজিত, কঠোরভাবে নিষেধ করে দেওয়া হয়েছে তারা যেন সওদাগরদের 
যাতায়াত ও চলাচলের ক্ষেত্রে কোনরূপ প্রতিবন্ধকতার সৃষ্টি না করে। এসব 
কিছু এজন্য করা হয়েছে যাতে দেশ ও শহরগুলো সজীব হয়ে ওঠে, 
আরাম-আয়েশের সঙ্গে কাল কাটায় এবং মুসলমানদের গর্দান লাঞ্ছনা-গঞ্জনার 
হাত থেকে রেহাই পায়।”১ 

মোগল ইতিহাসের পাঠক সে সব জুলুম ও হত্যাকাণ্ডের ঘটনা, যা মোগল ও 
তাতারীরা সৃষ্টি করেছিল, অধ্যয়ন করার পর যখন এই ফরমান অধ্যয়ন 
করবেন তখন খুবই আরাম অনুভব করবেন এবং সেই সঙ্গে বিম্মিতও হবেন 
এই দেখে যে, একজন মোগল শাসকের মুখ দিয়ে এ ধরনের বদান্যতা ও 
মানবীয় সহানুভূতির কথা প্রকাশ পাচ্ছে।২ 


১, ওয়াসসাফ-২৩১, ২৩৪ পৃ. । 
২, দাওয়াতে ইসলাম-২৪৮, ২৫১ পৃ. 


৩৪২ সংগ্রামী সাধকদের ইতিহাস 


১২৮৪ খ্রিস্টাব্দে তেকুদার আহমদের বিরুদ্ধে একটি বিদ্রোহ সংঘটিত হয়। 
এর নেতৃত্‌ দিয়েছিল আরগুন খান। তেকুদারকে সে হত্যা করে এবং নিজেই 
রাজমুকুট ও শাহী তখতের মালিক হয়ে বসে। আরগুনের কয়েক বছরের 
শাসনামলে (১২৮৪-৯১ খু.) খ্রিষ্টানদের ওপর পুনরায় সাম্রাজ্যের পক্ষ থেকে 
অনুগ্রহ বর্ষণ শুরু হয়, আর মুসলমানদের ভাগ্যে নেমে আসে দুর্ভাগ্যের 
অমানিশা । সরকারী চাকুরি-বাকুরি ও বিভিন্ন পদ থেকে তাদের অপসারণ করা 
হয়।১ ১২৯৫ খ্রি. পৰ্যন্ত তেকুদারের স্থলাভিষিক্ত ব্যক্তিগণ প্রাচীন শাসান 
ধর্মেরই অনুসারী থাকে৷ অবশ্য তাদের ৭ম বাদশাহ গাযান ১২৯৫ সনে 
ইসলাম গ্রহণ করেন। ইনি ছিলেন ঈলখানিয়া বংশের সর্বাধিক প্রভাবশালী ও 
ব্যক্তিভ্সম্পন্ন শাসক। তিনি ইসলামকে ইরানের শাহী ধর্ম বলে ঘোষণা 
করেন! 
মুসলমান হবার আগে সুলতান গাযানের শিক্ষা ও প্রশিক্ষণ হয়েছিল বৌদ্ধ 
ধর্মের ওপর ৷ এই বাদশাহ খুরাসানে বৌদ্ধদের জন্য মন্দির নির্মাণ করে 
দিয়েছিলেন। বৌদ্ধ ধর্মের জ্ঞানী-গুণী, পণ্ডিত ও ভিক্ষুদের সাহচর্ষে তিনি খুবই 
আনন্দ পেতেন। মোগল শাসন যখন সৌভাগ্যের মধ্যাহ্ন গণনে_ এসব লোক 
তখন বিরাট সংখ্যায় ইরানে চলে এসেছিল ।২ সুলতান গাযানের বিভিন্ন ধর্মের 
ব্যাখ্যা-বিশ্লেষণ ও অনুসন্ধানের ব্যাপারে খুবই আগ্রহ ছিল এবং প্রতিটি ধর্মের 
জ্ঞানী-গুণী ও বিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে তিনি ধর্ম নিয়ে আলোচনা করতেন ।৩ 
গাযানের উধীর ও সে যুগের একজন এঁতিহাসিক হাকীম রশীদুদ্দীনের এ ধারণা 
অনেকটা সঠিক বলে মনে হয় যে, সুলতান গাযান খালেস নিয়ত ও সরল 
বিশ্বাসে মুসলমান হন এবং তিনি তীর গোটা রাজত্বকালে ইসলামের অত্যন্ত 
পাবন্দ থাকেন।৪ 
এঁতিহাসিক ইবনে কাছীরও ৬৯৪ হি. ঘটনাবলীর ভেতর গাযানের ইসলাম 
গ্রহণের আলোচনা অত্যন্ত আনন্দের সঙ্গে করেছেন। তীর ও অপরাপর 
এঁতিহাসিকের বর্ণনা থেকে জানা যায় যে, এর সার্বিক কৃতিত্ব সৎ অন্তঃকরণবিশিষ্ট 
মুসলিম তুর্ক আমীর তৃষুন৫-এর যীর শিক্ষা ও প্রচেষ্টার ফলে তাতারী সুলতান 


টি নি টি 
১. দ্য গীবন-৩য় খণ্ড-২৬৩, ২৬৫। 

২. হাউসন-তৃম্‌ ৪. পৃ. ১৪৮। 

৩. এঁ, ৩৬৫ । 

. 8. দাওয়াতে ইসলাম, ২৫৩ পৃ. । 

৫. আর্নন্ড ও অপরাপর এঁতি তাকে নওরোয বেগ নামে স্মরণ করে থাকেন। 


ক্ষ 


তাতারীদের মধ্যে ইসলাম প্রচার ৩৪৩ 


ইসলাম কবুল করেন। ইবনে কাছীর ৬৯৪ হিজরীর ঘটনাবলীর ভেতর লিখেছেনঃ 
এ বছর চেঙ্গীয খানের প্রপৌন্র কাযান ইবন আরগুন ইবন ঈগা ইবন তুলী 
ইবন চেঙ্গীয খান তাতারীদের বাদশাহ হন এবং আমীর তুষুন রে)-এর হাতে 
প্রকাশ্যে ইসলাম গ্রহণ করেন। তাতারীরা প্রায় সকলেই অথবা তাদের বেশির 
ভাগই ইসলামে প্রবেশ করে। যেদিন বাদশাহ ইসলাম কবুল করেন সেদিন 
স্বর্ণ-রৌপ্য ও মোতি মানুষের ওপর বর্ষণ করা হয়। বাদশাহ তার নাম রাখেন 
মাহমুদ। জুমু‘আ ও খুতবায় তিনি শরীক হন। বহু মন্দির ও গির্জা তিনি 
ধ্বসিয়ে দেন এবং অমুসলিমদের ওপর জিষিয়া ধার্য করেন। বাগদাদ ও 
অপরাপর শহর থেকে ছিনতাইকৃত জিনিসপত্র ফেরত দেওয়া হয়। লোকেরা 
তাতারীদের হাতে তসবীহমালা দেখে আল্লাহ্‌র অপার অনুগ্রহ ও বদান্যতার 
জন্য তীর শুকরিয়া আদায় করে ।১ 

আর্নন্ড লিখেছেন : 
১৩০৪ খৃষ্টাব্দে বাদশাহ গাযানের ভাই সুলতান ইবৃন মুহাম্মাদ খোদা-বান্দাহ্‌র 
নামে ইরানের সিংহাসনে উপবেশন করেন। এই সুলতানের মা ছিলেন একজন 
খ্রিস্টান মহিলা এবং তীর শৈশবের শিক্ষা-দীক্ষাও হয়েছিল খ্রিশ্টীয় পরিবেশে । 
নিকোলাস নামে তাকে ব্যাপ্টাইজ্ড করা হয়েছিল। কিন্তু মার মৃত্যুর সঙ্গে 
সঙ্গেই তিনি তীর স্ত্রীর কথামত মুসলমান হয়ে যান। ইবনে বতুতা বলেন যে, 
নিকোলাস খানের অর্থাৎ খোদা বান্দাহ্‌র মুসলমান হবার ফলে মোগলদের 
ভেতর বিরাট প্রতিক্রিয়া সৃষ্টি হয়।২ মোট কথা, সেদিন থেকে ঈলখানিযা 
রাজবংশে ইসলাম অপরাপর সকল ধর্মের ওপর প্রাধান্য লাভ করে ।৩ 
এ বংশের তৃতীয় শাখার মধ্যে, যারা মধ্যঅঞ্চলে নিয়ন্ত্রণ জীকিয়ে বসেছিল 

এবং যাদের রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন চুগতাঈ ইবনে চেঙ্গী খান, ইসলাম 

প্রচারের অবস্থা সম্পর্কে আর্নন্ড লিখেছেন : 
মধ্যভূখণ্ড চেঙ্গীয-পুত্র চুগতাঈ খান ও তার বংশধরদের ভাগে গড়েছিল। 
এখানে কিভাবে ইসলাম প্রচার লাভ করেছিল সে সম্পর্কে খুব কমই জানা 
যায়। ১ম বাদশাহ যিনি ইসলাম গ্রহণের সৌভাগ্য লাভ করেছিলেন তীর নাম 
ছিল বুরাক খান। ইনি ছিলেন চুগতাঈ খানের প্র-পৌত্র । সিংহাসনে আরোহণ 

১, আল-বিদায়া ওয়া'ন-নিহায়া-১৩শ খণ্ড, ৩৪০ পৃ. । 

২. ইবনে বতুতা, ২য় খণ্ড, ৫৭ পৃ. ৷ 


৩. দাওয়াতে ইসলাম-২৫৪ পৃ. ! 
৪. আবু'ল-গাষী তুম, ১৫৯। গু 


৩৪৪ সংগ্রামী সাধকদের. ইতিহাস 


করবার দু'বছর পর তিনি সুলতান গিয়াছুদ্দীন (১২৬৬-৭০ খৃ.) নাম ধারণ 
করে মুসলমান হন।5 প্রথম দিকে এখানে ইসলামের উন্নতি ও প্রসার খুব একটা 
হয়নি। কেননা বুরাক খানের মৃত্যুর পর যে সমস্ত মোগল মুসলমান হয়েছিল 
তারা পুনরায় তাদের প্রাচীন পৈত্রিক ধর্মে ফিরে গিয়েছিল এবং খৃষ্টীয় চতুর্দশ 
শতাব্দীর পূর্ব পর্যন্ত এ অবস্থার উল্লেখযোগ্য কোন পরিবর্তন ঘটেনি। অবশ্য 
তর মুশীরীন খান (রাজত্ব ১৩২২-৩০ খু.) যে সময় মুসলমান হন তখন 
চুগতাঈ মোগলেরা সাধারণভাবে ইসলাম কবুল করে। এরপর তারা যখন 
একবার তাদের বাদশাহর অনুকরণে ইসলাম কবুল করল তখন তারা দৃঢ় চিত্তে 
তাতে কায়েম থাকল! কিন্তু সে বছরও ইসলামের পক্ষে অপরাপর ধর্মের 
ওপর- যেগুলো ছিল সরাসরি ইসলামের প্রতিপক্ষ, প্রাধান্য লাভ করা নিশ্চিত 
ছিল না। তর মুশীরীন-এর স্থলাভিবিক্তগণ মুসলমানদের ওপর জুলুম-নির্যাতন 
চালাতে শুরু করে এবং যতদিন পর্যন্ত না কাশগরের বাদশাহ, যার সাম্রাজ্য 
চুগতাঈ সাম্রাজ্যের বিভক্তি ও দুর্বলতার কারণে স্বায়ত্তশাসিত হয়ে গিয়েছিল, 
ইসলামের সমর্থনে মাথা তুলে দীড়িয়েছে ততদিন পর্যন্ত ইসলামের উন্নতি সম্ভব 
হয়নি। কাশগরের সুলতান তুগলক তায়মূর (১৩৪ ৭-৬৩)-এর মুসলমান হওয়া 
সম্পর্কে লিখিত আছে যে, বুখারা থেকে শায়খ জামালুদ্দীন নামক একজন বুযুর্গ 
কাশগর আগমন করেন এবং তিনিই তুগলক তায়মুরকে ইসলামে দীক্ষিত 
করেন। শায়খ জাষালুদ্দীন ও তীর সঙ্গী-সাথিগণ সফর করছিলেন। 
এমতাবস্থায় অজ্ঞাতসারে তীরা তুগলকের মৃগয়া শিকার ক্ষেত্রে ঢুকে পড়েন। 
এই অপরাধে তাদের সবাইকে দড়ি দিয়ে বেঁধে বাদশাহ্র সামনে হাযির করা 
হয়। বাদশাহ ক্রোধ-ভরে তাদেরকে জিজ্ঞেস করেন, “তোমরা কেন 
বিনানুমতিতে আমার ভূখণ্ডে প্রবেশ করেছ?” উত্তরে শায়খ রে) জানান, 
“আমরা এ দেশে অপরিচিত ভিন দেশী মুসাফির । আমরা আদৌ জানতে 
পারিনি যে, আমরা এমন এক ভূখণ্ডে এসে পড়েছি যার ওপর লোক চলাচল 
নিষিদ্ধ ।” বাদশাহ যখন জানত পারলেন যে, লোকগুলো ইরানী, তখন তিনি 
বললেন, “ইরানীদের চেয়ে কুকুরও অনেক ভালো।” শায়খ রে)-এর তৃরিৎ 
জওয়াব দেন : “বাদশাহ সত্য কথাই বলেছেন। আমাদের কাছে যদি 
সত্য-সঠিক একটি ধর্ম না থাকত তাহলে আসলেই আমরা কুকুরের চেয়েও 
নিকৃষ্ট ছিলাম ৷” শায়খ রে)-এর জওয়াবে তুগলক তায়মূর অত্যন্ত হতবুদ্ধি 
হয়ে পড়েন এবং নির্দেশ দেন, “আমরা যখন শিকার শেষে ফিরে আসব তখন 
এই ইরানীদেরকে যেন আমার সামনে হাযির করা হয়।” অনন্তর শায়খ 


তাতারীদের মধ্যে ইসলাম প্রচার ৩৪৫ 


€র)-কে বাদশাহ্র সন্মুখে উপস্থিত করা হলে বাদশাহ শায়খ জামালুদ্দীনকে 
আলাদা ডেকে নিয়ে বলেন : তুমি সে সময় যা বলেছিলে, আমাকে তা এবার 
বুঝিয়ে বল। সত্য-সঠিক ধর্ম বলতে তুমি কি বোঝাতে চাও? এতদৃশ্রবণে 
শায়খ (র) ইসলামের আরকান-আহকাম এমন আবেগময় ভাষায় তুলে ধরেন 
যে, তুগলক তায়মুরের পাষাণ অন্তরও মোমের মত গলে যায়। শায়খ (র) 
কুফরী অবস্থার এমন ভয়াবহ ও ভীতিপ্রদ ছবি বাদশাহ্‌র সামনে অংকন করেন 
যে, বাদশাহ এতদিনে যে অন্ধকারে ঘুরপাক খাচ্ছিলেন তা পরিষ্কার হৃদয়ঙ্গম 
করতে সক্ষম হন। কিন্তু এতদৃসত্েও তিনি বলেন £ এখনই যদি আমি আমার 
ইসলাম গ্রহণের ঘোষণা দেই তাহলে আমি আমার প্রজাবৃন্দকে সত্য-সঠিক 
পথে নিয়ে আসতে সক্ষম হব না। এজন্য কিছুদিনের জন্য তুমি মৌনতা 
অবলম্বন কর। আমি যখন পিতৃ-সিংহাসনে উপবেশন করব এবং আমি যখন এ 
দেশের মালিক হব সে মুহুর্তে তুমি আমার সকাশে উপস্থিত হবে এবং আমার 
সঙ্গে দেখা করবে । চুগতাঈ সাম্রাজ্য খণ্ড খণ্ড রাজ্যে বিভক্ত হয়ে গিয়েছিল । 
অনেকগুলো বছরের কঠিন চেষ্টা ও কঠোর সাধনার ফলে তুগলকে তায়মূর 
সেসব খণ্ড রাজ্যকে একই পতাকাতলে সমবেত করে পুনরায় বিশাল চুগতাইঈ 
সাম্রাজ্যের ন্যায় একটি বিরাট সাম্রাজ্য কায়েম করতে সক্ষম হন। ইতোমধ্যে 
শায়খ জামালুদ্দীন স্বদেশে পাড়ি জমান এবং দেশে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। 
ইনতিকালের মুহূর্ত ঘনিয়ে এলে তিনি পুত্র রশীদুদ্দীনকে বলেন £ বৎস! 
তুগলক তায়মূর একদিন বিরাট বাদশাহ হবেন। সে সময় তুমি তীর কাছে 
যাবে এবং বাদশাহ্‌কে আমার সালাম জানিয়ে নির্ভয়ে ও নিঃশংক চিত্তে তাকে 
স্মরণ করিয়ে দেবে, আমার সঙ্গে তিনি একদিন কি ওয়াদা করেছিলেন? 

কয়েক বছর পর তায়মূর পিতৃ-সিংহাসনে আরোহণ করেন। এ সময় একদিন 
রশীদু'্দীন বাদশাহ্‌র সেনাবাহিনীতে গিয়ে উপস্থিত হন। পিতার অন্তিম নির্দেশ 
পালনই ছিল তীর উদ্দেশ্য। কিন্তু বহু চেষ্টা-তদবীর সত্ত্বেও তিনি বাদশাহর 
দরবারে হাধিরা দিতে ও সাক্ষাৎ লাভে ব্যর্থ হন। শেষে ব্যর্থ হয়ে তিনি এক 
কৌশল অবলম্বন করেন। একদিন ভোরবেলা তিনি তুগলকের তাবুর কাছাকাছি 
গিয়ে সজোরে আযান দিতে শুরু করেন৷ এতে বাদশাহর খুম ভেঙে যায় এবং 
তিনি ক্রোধাবিত হয়ে রশীদুদ্দীনকে ডেকে পাঠান রশীদুদ্দীন হাযির হয়ে স্বীয় 
পিতার পয়গাম তুগলক সমীপে পেশ করেন। তুগলক আগে থেকেই তার 
প্রতিজ্ঞার ব্যাপারে সচেতন ছিলেন। তিনি তৎক্ষণাৎ কলেমা পাঠান্তে মুসলমান 

১, আর্নন্ডকৃত দা'ওয়াতে ইসলাম-২৫৬ পৃ. । 


৩৪৬ সংগ্রামী সাধকদের ইতিহাস 


হন এবং এরপর তার সাম্রাজ্যের প্রজাবর্গের মাঝে তিনি ইসলাম প্রচার করেন। 

চেঙ্গীষপুত্র চুগতাঈ-এর বংশধরদের অধীনে ছিল ।১ 

কতক তুৰ্কী এতিহাসিকের ইতিহাসে বর্ণিত হয়েছে যে, তুগলক তায়মূর তার 
শিকারী কুকুরের দিকে ইশারা করে অত্যন্ত ঘৃণাভরে শায়খ জামালুদ্দীন (র)-কে 
জিজ্ঞেস করেন, “এটা উত্তম না তুমি?” শায়খ (র) অত্যন্ত নির্বিকার প্রশান্তির সঙ্গে 
জওয়াব দেন, “যদি আমি দুনিয়ার বুক থেকে ঈমানের সঙ্গে চলে যেতে পারি 
তাহলে আমি উত্তম, অন্যথায় এ কুকুরটি ।” তুগলক তায়মূরের গভীর অন্তর-মুলে 
এ কথা অনুপ্রবিষ্ট হয়। তিনি এ বিষয়ে বিস্তারিত জানতে আগ্রহ প্রকাশ করেন 
এবং জানতে চান, “ঈমান কাকে বলে?” শায়খ (র) এরপর ঈমানের হাকীকত 
বয়ান করেন। এরপর তুগলক তায়মূর এই মর্মে তার আগ্রহ ব্যক্ত করেন, তিনি 
যেন তার সিংহাসন আরোহণের পর তীকে সাক্ষাৎ দানে ধন্য করেন। 


যা-ই হোক, এতটুকু সুনিশ্চিতভাবেই বলা যায় যে, ভুগলক তায়মুরের 
ইসলাম গ্রহণ এবং সরাসরি কাশগর ও চুগতাঈ সাম্রাজ্যে ইসলামের প্রচারের 
বাহ্যিক কারণ শায়খ জামানুদ্দীন- খীর অন্তরের গভীর কন্দর থেকে নিঃসৃত একটি 
সংক্ষিপ্ত বাক্য, তার ঈমানী কুওত, ইখলাস ও অন্তরের দরদ সেই কর্মটি সম্পাদন 
করেছে যা হাযারো বক্তৃতা ও লক্ষ উপদেশও করতে পারত না। 
ell ১৪৯ কও (9৭ ০০ 4111 ও 
চেঙ্গীয খানের চতুর্থ শাখা সম্পর্কে (যার প্রতিষ্ঠাতা ছিলেন উগতাঈ খান, যে 
শাখায় মঙ্গু খান ও কুবলাঈ খানের মত নামকরা শাসক জন্মোছেন এবং যারা 
বিশাল তাতারী সাম্রাজ্যের পূর্বাংশের দখলদার ছিলেন) আর্নল্ড লিখেছেন : 
গোটা মোগল সাম্রাজ্যের সবখানেই এমন সব মুসলমান বর্তমান ছিলেন 
যারা বিধর্মীদেরকে গোপনে মুসলমান করে নিতেন। উগতাঈ খান 
(১২২৯-৪১ খু.)-এর শাসনামলে ইরানের শাসনকর্তা কিরঘিস প্রথমত 
বৌদ্ধ ধর্মের অনুসারী ছিলেন। অতঃপর তিনি ইসলাম গ্রহণ করেন।১ 
তায়মূর খানের আমলে (১২২৯-৪১ খু.) চীনের কানসুয়া প্রদেশের 
শাসনকর্তা কুবলাঈ খানের পৌত্র খানে আনন্দা ইসলাম কবুল করেন এবং 
তাঙ্গুত-এ বহু লোককে তিনি ইসলামে দীক্ষা দেন। যে সব ফৌজ তার 
অধীনে ছিল তাদের অধিকাংশই মুসলমান হয়ে যায়। তায়মূর খান আনন্দ 


১. হাউসেন-৩য় খণ্ড, ১২১ পৃ. । 


তাতারীদের মধ্যে ইসলাম প্রচার ৩৪৭ 


খানকে তার দরবারে ডেকে পাঠান এবং তিনি যাতে ইসলাম পরিত্যাগ 
করে বৌদ্ধ ধর্মে ফিরে আসেন তার চেষ্টা চালান । কিন্তু তিনি সুস্পষ্ট ভাষায় 
তা অস্বীকার করেন। তীকে কারাগারে প্রেরণ করা হয়। কিন্তু অল্পকাল 
পরেই আনন্দা খানকে মুক্তি দেওয়া হয়। কেননা তাঙ্গুতের প্রজাবৃন্দ তাদের 
জনপ্রিয় শাসকের বন্দীত্বের কারণে বিদ্রোহী হয়ে উঠছিল 1১ 
মোট কথা, এভাবেই গোটা ভাতারী জাতিগোষ্ঠী, যারা এককালে সমগ্র 
মুসলিম জাহানকে ধ্বংস করে দিয়েছিল এবং যাদের সামনে কোন মুসলিম শক্তিই 
নেয়। এভাবে ইসলাম আর একবার প্রমাণ করল যে, সে তার শত্রুকে জয় করবার 
এবং তাকে প্রেমের জালে আবদ্ধ করবার অত্যাশ্র্য ক্ষমতা রাখে । তাতারীরা 
‘আলিম ও ফকীহ এবং বড় বড় আল্লাহ্‌ওয়ালা দরবেশও জন্ম লাভ করেছেন, যারা 
বহু নাযুক মুহূর্তে ইসলামের মুহাফিজ হিসাবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন 
a ঘি ভি 50505 455 9125 
a AB pis ও EAS AS এ ll 
তাতারদের সৃষ্ট বিপর্যয় থেকে এ কথা সুস্পষ্টরূপে প্রতিভাত যে, মন্দির থেকে 
কা'বা তীর রক্ষক খুঁজে পেয়েছে। 


১, এ তুম ২য়, ৫৩২-৩৩ পৃ. ৷ 


চতুর্দশ অধ্যায় 
মাওলানা জালালুদ্দীন রূমী (র) 


ইলমে কালাম ও বুদ্ধিবৃত্তির সংকট 

হি.সপ্তম শতাব্দীতে গোটা মুসলিম জাহান ‘ইলমে কালামের চর্চায় ং 
আলোচনা-সমালোচনায় গুর্জরিত হচ্ছিল। যে ব্যক্তি ইলমে কালামের পরিভাষ 
এবং মু'ভাঘিলা ও আশ'আরী, অতঃপর আশ'আরী ও হাম্থলীদের মধ্যকা: 
বিতর্কমূলক বিষয়াবলী সম্পর্কে অবহিত না হতেন- তাকে লেখাপড়া জানা লোহ 
বলেই গণ্য করা হস্ত না। এ শতাব্দীরই প্রথম ভাগে (৬০৬ হিজরীতে) ইমাম রাই 
এর সুমধুর সুর-লহরী ছাড়া আর কোন আওয়াজই শ্রুতিগোচর হ'ত না। মুসলি' 
জাহানের পণ্ডিত ও চিন্তাশীল মহল প্রমাণপঞ্জী ও কল্পনা-কিয়াসে ছিলেন অভ্যস্ত 
ততক্ষণ পর্যন্ত স্বীকার্য বলে গণ্য করা হস্ত না, যতক্ষণ না তা বুদ্ধিবৃত্তিক প্রমাণ- ' 
শী, তার্কিক বিন্যাস ও দার্শনিক সূত্র দ্বারা সপ্রমাণিত হ'্ত। 


আশ'আরীগন্থী মুতাকান্মিমগণ সাধারণ জনজীবনে যদিও মু'তাযিল 
দার্শনিকদের ওপর জয়লাভ করেছিলেন এবং তাদের “ইলমে কালামের যুকাবিলা 
মু‘তাযিলা মতবাদ ও দর্শনের আওয়াজ স্তিমিত হয়ে গিয়েছিল, কিন্তু মু“তাখিত 
মতবাদের রূহ ও বুদ্ধিবৃততি স্বয়ং তার বিজেতাকেই বিজিতে পরিণত কং 
ফেলেছিল । আশ'আরীদের “ইলমে কালামে যু'তাযিলাদের বুদ্ধিপূজারী রূহ ' আস 
জমিয়ে বসেছিল। তারাও বুদ্ধিকে এতখানি লাগামহীন স্বাধীনতা দিয়ে ফেলেছিলে 
যে, স্বয়ং আল্লাহ্‌র যাত (সত্তা) ও সিফাতের (গুণাবলীর) ন্যায় নাযুক ও বুদ্ধি 
অগম্য (বুদ্ধিবিরোধী নয়) বিষয়াবলীর আলোচনায়ও বুদ্ধির হস্তক্ষেপ চলত 
তারাও বাহ্যিকতা ও অনুভূতিকে সিদ্ধান্ত গ্রহণে চূড়ান্ত বলে ধরে নিয়েছিলেন এ. 
ধৰ্মীয় মাসলা-মাসাইলের সমর্থন ও বসুর হাকীকতের অস্তিত্বের ৯! 548. 
(৯১ বুনিয়াদও যুক্তি-তর্ক, প্রমাণপঞ্জী ও অনুমানের ওপর স্থাপন করেছিলে 

ফলে সারা মুসলিম জাহানে শব্দের কচকচানি ও যুক্তি-তর্কের জোয়ার বং 
যায়৷ কথায় কথায় সব কিছুর পেছনে দলীল-প্রমাণ খোজার একটা প্রবণতা দে: 


মাওলানা জালালুদ্দীন রূমী (র) ৩৪৯ 


দেয়। তবে সাধারণভাবে “ইলমে কালামের চর্বিত চর্বণই চলে । বহুকাল ধরে 
তাতে কোন নতুনত্ব সৃষ্টি করা হয়নি। মুতাকাল্লিমদের ভেতর অনেক দিন থেকেই 

ইমাম আবুল হাসান আশ'আরী কিংবা হুজ্জাতু'ল-ইসলাম ইমাম গাযালী রে)-এর 
মত কোন মুজতাহিদ ও আল্লাহ-প্রদত্ত প্রতিভার অধিকারী মনীবীর জন্য হয়নি। 

চিন্তার কর্ষণ ও যুক্তি-তর্কের দাপাদাপি মস্তিষ্ককে যতই উদ্দীপনা দান করুক, 
অন্তরের উত্তাপ, দাহ ও বিশ্বাসের আলোকমালাকে তা ক্ষতিগ্রস্তই করেছিল। 

মুতাকান্লিমগণ তাদের যুক্তি-তর্কের জোরে সমালোচকদের মুখ বন্ধ করে 
ঈয়েছিলেন বটে, কিন্তু তা তাদের অন্তর-মানসকে ঈমান ও প্রশান্তি এবং 
দন্দেহবাদীদেরকে নিশ্চিত বিশ্বাস ও আস্থা দানে ব্যর্থ হয়। তাদের এ ধরনের 

মুক্তি-তর্ক ও আলোচনা পদ্ধতি মানুষের মন-মস্তিফে শত রকমের জটা জাল বিস্তার 

করে যার গ্রন্থি উন্মোচনে “ইলমে কালাম ছিল ব্যর্থ । সত্যানুভূতি খা ছিল “ইল্ম ও 

ইয়াকীন লাভের বিরাট উৎস, তার দ্বার একেবারে রুদ্ধ হতে চলেছিল “ইলমে 

কালামের প্রতি অব্যাহত অবজ্ঞা ও তাচ্ছিল্য প্রদর্শনের কারণে । বাহ্যিক পঞ্চেন্দরিয় 

উন্ন অপর কোন অনুভূতির অস্তিত্ব স্বীকার করা হত না। এজন্য এমন বহু বিষয় 

বা ইন্দ্িয়াতীত অনুভূতি ব্যতিরেকে অনুভব ও উপলব্ধি করা যায় না, সমালোচনার 

নক্ষ্যে পরিণত হয় এবং তা অস্বীকার করার প্রবণতাও সৃষ্টি হয়। মোট কথা, 

গাটা জাতিই কালামী সংকট তথা বুদ্ধিবৃত্তিক বাহ্যিকতায় নিমজ্জিত হয়। মুসলিম 

ইম্মাহ্র কর্মশক্তি ও “প্রেমের উত্তাপ”, যা ছিল তার পুঁজি ও শক্তির উৎস এবং 

বৃওতের বড় অবদান, শীতল হয়ে পড়ে । দার্শনিকসুলভ আলোচনা- সমালোচনা 

এবং ইলমে কালাম সংক্রান্ত বিতর্কের ঝড় মুসলিম জাহানকে এমন একটি 

শক্ষাণারে পরিণত করে যেখানে কথামালা ছিল প্রচুর, কিন্তু ‘জীবন, মুহব্বত, 

বারিফত ও চাহনী"র ছিল দারুণ অভাব । যীরা অন্তর্লোকের অধিকারী তীদের 

মাধ্যাত্মিক দ্বীপ-উপদ্বীপগুলোতে প্রেমের আনন্দ ও ইয়াকীনের আলো অবশ্য 

গাওয়া যেত, অন্যথায় গোটা জগতটাই ছিল তখন কথামালার যাদুতে বন্দী এবং ' 
ঢাহ্যিক ও ইন্রিযানুভূত শক্তির বশীভূত। 


মস্তর-মানসের অধিকারী সুতাকাল্লিমের প্রয়োজন 

এমতাবস্থায় মুসলিম জাহানের জন্য এমন একজন বুলন্দ ও শক্তিশালী 
ঢক্তিত্বের প্রয়োজন ছিল যিনি সহানুভূতিশীল অন্তর-মন ও সঠিক চিন্তা-ভাবনার 
যধিকারী, যার মধ্যে বুদ্ধিবৃত্তির সমুদ্র হেটে পার হবার যোগ্যতা রয়েছে, ধার 


৩৫০ সংঘামী সাধকদের ইতিহাস 


সম্মুখে শব্দ ও বাহ্যিক আড়ম্বরের উপকরণাদি ভেঙে খান খান হয়ে গেছে, যিনি 
তীর প্রেমের উত্তাপ ও হৃদয়ের দাহিকা শক্তি দ্বারা মরণোনুখ মুসলিম জাহানে নতুন 
জীবনের সঞ্চার করবেন, বুদ্ধির চিত্রশালায় “ইশ্ক-এর শিঙ্গা ফুঁকবেন, যিনি এমন 
একটি নতুন “ইলমে কালামের বুনিয়াদ রাখবেন যা মস্তিষ্ক থেকে শক্তির মহড়া 
প্রদর্শন এবং বিরুদ্ধবাদীদের যবান বন্দ করবার পরিবর্তে মস্তিষ্কের জড়তা দূর করে 
দেবে, অন্তরের গ্রন্থি উন্মোচন করবে এবং তাতে আনন্দ, তৃপ্তি, ঈমান ও ইয়াকীন 
ভরে দেবে। সত্যি কথা বলতে গেলে, তৎকালীন মওলানা জালালুদ্দীন রূমীই (মৃ. 
৬৭২ হি.) ছিলেন সেই ব্যক্তিত্ব ধার মছনবী “ইল্মে কালামের ভারসাম্যহীনতা ও 
বুদ্ধিৃত্তি পূজার বিরুদ্ধে এক প্রকাশ্য যুদ্ধ ঘোষণা করেছিল। তিনি এমন এক 
‘ইলমে কালামের বুনিয়াদের প্রতিষ্ঠা করেছিলেন, যা পরিবর্তিত মুসলিম জাহানের 
জন্য ছিল খুবই প্রয়োজনীয়। 


সংক্ষিপ্ত অবস্থা 

“মিরআতু'ল-মছনবী'র লেখক তীর অপ্রকাশিত রচনা “সাহিবু'্ল-মছনবী'তে 
মাওলানার জীবন-কথা অত্যন্ত বিস্তারিতভাবে ও বিশ্লেষণ সহকারে লিখেছেন । 
এখানে তার সংক্ষিগ্তসার পেশ করা হচ্ছে। ১ 


নাম ও পিতৃ পরিচয় 

নাম মুহাম্মদ, উপাধি জালালুদ্দীন, মওলানা রূম বা রূমী ছিল জনপ্রিয় উপাধি । 
পিতার দিক দিয়ে তার বংশ নবম উর্ধ্বতন পুরুষে গিয়ে হযরত আবুবকর সিদ্দীক 
(র)-এর সঙ্গে মিলিত হয়েছে। তিনি মায়ের দিক দিয়ে হযরত “আলী (রো)-র 
বংশের সাথে সম্পর্কিত ছিলেন। 

মওলানা রূমী (র)-র পিতা খুরাসানের২ অন্তর্গত বলখের অধিবাসী ছিলেন। 
সেখানেই মওলানার জন্ম হয়। মওলানার পিতৃ ও মাতৃকুলে বড় বড় ‘উলামায়ে 


ই লারা লারা একট অহন 

সুহাক্কিক ‘আলিম ছিলেন। তায় গ্রন্থ “মিরআতু'ল-মছনবী” সংশ্লিষ্ট সাহিত্যে একটি তুলনাহীন 

টুন ছাড়াও (এটি প্রকাশিত হয়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে) তার আরো দু'টি 

ণধর্মী রচনা রয়েছে যা অদ্যাবধি অপ্রকাশিত 8 (১) সাহিবু'ল-মছনবী, (২) নকদু'ল-মছনবী । এ 

দুটি পাণ্ডুলিপি প্রকাশিত হলে মওলানা রূমী (র)-র ওপর সাহিত্য- চর্চার ক্ষেত্রে আরও এক ধাপ 

লা রানা 'ল-মছনবী" 

দারু'ন-মুসান্নিফীন থেকে প্রকাশের পথে। গ্রন্থকার তৎপুত্র তাওয়ান্ধুল হুসায়ন-এর এই 

মূল্যবান কিতাব থেকে উপকৃত হবার এবং তার থেকে উদ্ধৃত করবার সুযোগ গেয়েছেন। আল্লাহ পাক 

তাকে পুরস্কৃত করুন। 

২. বর্তমানে আফগানিস্তানের অন্তর্গত । -নদভী 


মাওলানা জালালুদ্দীন রূমী রে) ৩৫১ 


কিরাম ও শাসকের জন্ম হয়। মওলানার পিতামহী মালেকা-ই-জাহান ছিলেন 
খাওয়ারিযূম শাহী বংশোদূতা । 


মওলানার পিতার নামও ছিল মুহাম্মদ: উপাধি ছিল বাহাউদ্দীন ওয়ালাদ। তীর 
জন্ম সম্ভবত ৫৪৩ হিজরীতে ৷ হযরত বাহাউদ্দীন ওয়ালাদ জীবনের নব প্রভাতেই 
সকল জ্ঞান-বিজ্ঞানে পারদর্শিতা অর্জন করেন। তীর জ্ঞান ও মর্যাদার অবস্থা ছিল 
এই যে, খুরাসানের দূর-দুরাত্তর এলাকা থেকে জটিল ও কঠিন ফতওয়াদি তারই 
নিকট আসত। তীর মজলিস ছিল শাহী মজলিসেরই অনুরূপ ৷ তীর উপাধিও ছিল 
সুলতানু*ল-উলামা। তিনি সকাল থেকে দুপুর পর্যন্ত সাধারণ দর্স প্রদান 
করতেন । জুহরের পর তিনি তীর বিশিষ্ট সাথীদের মজলিসে হাকীকত ও মা'রিফত 
বর্ণনা করতেন। তিনি সোমবার ও জুমু'আর দিন সাধারণভাবে ওয়া'জ করতেন। 
তাকে সব সময় ভীতিগরস্ত ও চিন্তাযুক্ত দেখা যেত। 


মওলানার জন্ম ও প্রাথমিক শিক্ষা 


বাহাউদ্দীন ওয়ালাদের পুত্র মওলানা জালালুদ্দীন রম ৬০৪ হিজরীর ৬ই 
রবি“উ*“ল-আওয়াল তারিখে জন্মগ্রহণ করেন। সুলতানু'ল-“উলামার বিশিষ্ট 
মুরীদদের ভেতর একজন উন্নত স্তরের বুযুর্গ ছিলেন সায়্যিদ বুরহানুদ্দীন মুহাকিক 
তরমিযী। সুলতানু*ল-“উলামা তাকেই মওলানার গৃহশিক্ষক (35151) নিযুক্ত 
করেন। ৪-৫ বছর বয়স পর্যন্ত মওলানা তারই প্রশিক্ষণাধীনে ছিলেন। মওলানা 
চার বুযুর্গ পিতার ইনতিকালের পর এই গৃহশিক্ষকের অভিভাবকতে আধ্যাত্মিক 
নাধনার স্তরগুলো অতিক্রম করেন। 


[ল্খ থেকে পিতার হিজরত 

মওলানার পিতা হযরত বাহাউদ্দীন ওয়ালাদের দা'ওয়াত ও নসীহত 
নীমাতিরিক্ত জনপ্রিয়তা লাভ করে এবং তীর মুরীদদের সংখ্যাও অস্বাভাবিক হারে 
দ্ধি পায়। ফলে তিনি সমসাময়িক কতক “আলিম-উলামা'র ঈর্ষার শিকারে 
রিণত হন। হযরত সুলতানু'ল-“উলামা তীর ওয়াজে গ্রীক দার্শনিকদের ধর্ম 
শ্চাতে নিক্ষেপ করেছে এবং দার্শনিকদের অপূর্ণ ও কার্যানুপযোগী বাণীকে 
'জেদের অনুকরণীয় আদর্শে পরিণত করেছে। এসব লোক কি করে নাজাত 
ভের আশা করতে পারে?” এরূপ খোলাখুলি নিন্দা জ্ঞাপনের ফলে বাহ্যিক 
্টিসম্পন্ন কিছু সংখ্যক “আলিম তীর সম্পর্কে চরম আকারের বিদ্বেষ পোষণ 


৩৫২ সঞ্মামী সাধকদের ইতিহাস 


করতে থাকে। খাওয়ারিষূম শাহ মওলানা ওয়ালাদের খুবই ভক্ত ও অনুরক্ত ছিলেন 
বিধায় এরা তীর নিকট মওলানার পিতা সম্পর্কে অভিযোগ উত্থাপনের সুযোগ পেত 
না। আকস্মিকভাবে একদিন সুলতান মওলানা ওয়ালাদের যিয়ারতে আসেন এবং 
সেখানে আগন্তুকদের সাংঘাতিক ভীড় দেখতে পেয়ে তার সফর-সঙ্গী একজন 
‘আলিম১কে বলেন ৪ দেখুন, মওলানার দরবারে লোকের কত ভীড়! এ আলিম 
এটাকে একটা মোক্ষম মুহূর্ত জ্ঞান করে বলে ওঠেন £ বাদশাহ যদি এর একটা 
ব্যবস্থা না নেন তাহলে সাম্রাজ্যের ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা দেখা দেবার আশঙ্কা 
রয়েছে এবং এ অবস্থায় পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে। কথাটা 
বাদশাহর মনে ধরে। তিনি জিজ্ঞেস করে জানতে চান, এমতাবস্থায় তিনি কোন্‌ 
পথ অবলম্বন করবেন? উল্লিখিত ‘আলিম সংগে সংগে পরামর্শ দেন ৪ রাজকোষ ও 
দুর্গের চাবিগুলো মওলানা বাহাউদ্দীন ওয়ালাদ-এর খিদমতে পাঠিয়ে বলুন, “লোক 
সমাগম ও প্রয়োজনীয় গ্রভাব-প্রতিপত্তি সব কিছুই তো আপনার হাতে চলে গেছে। 
শাসন সংক্রান্ত বিষয়াবলীর মধ্যে আমার নিকট শুধু এই চাবিগুচ্ছই রয়েছে 
অতএব, এগুলোও আপনার খিদমতে হাযির করা হ'ল 1”২ 


এ কথা শোনার পর মওলানা বলেন : সুলতানকে গিয়ে আমার সালাম বলবে 


এবং এও বলবে, “ধ্বংসশীল এ পৃথিবীর সমস্ত ধনভাণ্ডার, গুপ্তধন, বিরাট দেশ ও 
তার বিশাল সেনাবাহিনী বাদশাহ্‌র পক্ষেই কেবল শোভা পায়। এ সবের সঙ্গে 
দরবেশের কি সম্পর্ক? আমি হষ্ট চিত্তে এখান থেকে চলে যাচ্ছি। বাদশাহ তার 
লোকজন ও বন্ধু-বান্ধব নিয়ে সুখের সঙ্গে রাজত্ব করুন। জুমুআর দিন নির্ধারিত 
ওয়াজ শেষে আমি চলে যাব ।” 

5 লবন জীব ব্রহভুলোভে দেখা হার যে; এ কথোপকথন ইমাম ফখরনদীন রাযীর সঙ্গে হয়েছিল যিনি 


Ed 


সুলতানের সফর-সদী ছিলেন। কিন্তু সাহিরু'ল-মছনবী প্রণেতার সুচিত্তিত সিদ্ধান্ত হ'ল এই যে, এটি 
একটি এ্রতিহাসিক ভ্রান্তি যা সাধারণ্যে প্রচলিত এজন্য যে, হযরত বাহাউদ্দীন ওয়ালাদ ৬০৯/৭১০ 


গর ই নিট ছিলেন এবং জাকাত নানি ৩৫৫ পৃ ত্য 


বদী“উদ্য-যামান ফ্র্যানফারের ধারণা এই যে, বাহাউদ্দীন ওয়ালাদের হিজরতের প্রকৃত কারণ খোরাসাঃ 
ও ইরান অভিমুখে তাতারীদের অভিযান আশঙ্কা এটা জানতে পেরে বড় বড় খান্দান, অভিজাত ব্যহি 
লালিত স্থানের দিকে পাড়ি জমাচ্ছিলেন (রে. ১ 
পৃ) 


মাওলানা জালালুদ্দীন বূমী রে) ৩৫৩ 


বলখের অধিবাসীদের কানে এ খবর গিয়ে পৌছুতেই সারা শহরে বিরাট 
আন্দোলনের সৃষ্টি হয়। এতে খাওয়ারিূম শাহ ভীষণ চিন্তিত হয়ে পড়েন। তিনি 
দূত পাঠান। অতঃপর রাত্রিবেলা নিজেই উধীর সমভিব্যাহারে গিয়ে মওলানা 
বাহাউদ্দীন ওয়ালাদকে তীর বহির্ণমন থেকে বিরত রাখতে চেষ্টা করেন। কিন্তু 
তিনি তাতে রাষী হননি। শেষাবধি তিনি তাকে অনুরোধ জানান, তিনি (মওলানা 
ওয়ালাদ) যেন এমনভাবে বেরিয়ে যান যাতে কেউ টের না পায়। অন্যথায় বিরাট 
গোলযোগ দেখা দিতে পারে। মওলানা এ অনুরোধে সম্মত হন। জুমু'আর দিন 
ওয়াজ করেন এবং শনিবার দিন বল্খ থেকে বাগদাদের উদ্দেশে বেরিয়ে পড়েন। 
এ ওয়াজে তিনি খাওয়ারিযূম শাহ্‌কে তাতার সেনাবাহিনীর আগমন সম্পর্কে সতর্ক 
করে দিয়েছিলেন! 

সুলতানু'ল-“উলামা বল্খ থেকে অত্যন্ত শান-শওকতের সাথে রওয়ানা হন! 
পথিমধ্যে তিনি যে শহরে গিয়েই উপস্থিত হন সেখানকার নেতৃস্থানীয় অভিজাত 
ব্যক্তিবর্গ ও “আলিম-'উলামা শহরের বাইরে গিয়ে তাকে অভ্যর্থনা জানান এবং 
অত্যন্ত সম্মান ও শ্রদ্ধা সহকারে তাকে নিজ নিজ শহরে ক্ষেণকালের জন্য হলেও) 
নিয়ে আসেন। এভাবে বাগদাদ, মক্কা সু'আজ্জমা, দামিশ্কসহ বিভিন্ন স্থান ঘুরে 
অবশেষে তিনি মালাতিয়া গিয়ে পৌছেন। আকশিহর নামক স্থানে তিনি চার বছর 
অবস্থান করেন, পঠন-পাঠনে মগ্ন হয়ে পড়েন। অতঃপর আকশিহর থেকে লারিন্দা 
গমন করেন। এটি কাউনিয়ার অন্তর্গত একটি স্থান। 


মওলানার কাউনিয়ায় উপস্থিতি 

রামের সুলতান ‘আলাউদ্দীন কায়কোবাদের আগ্রহ ও অনুরোধে তিনি ৬২৬ 
হিজরীতে কাউনিয়ায় আগমন করেন। সুলতান নিজেই তাকে অভ্যর্থনা জানান। 
মওলানা শাহীমহলের নিকট ঘোড়া থেকে অবতরণ করেন এবং সুলতান অত্যন্ত 
বিনয় সহকারে তাকে গ্রহণ করেন। মওলানা কাউনিয়া মাদরাসায় অবস্থান করেন। 
দুল তান তার অধিকাংশ অমাত্যসহ মওলানার মুরীদ হন। 

হযরত বাহাউদ্দীন ওয়ালাদ দু'বছর কাউনিয়া অবস্থানের পর ৬২৮ হিজরীতে 
ইনতিকাল করেন। 

এই গোটা সময়টাতেই মওলানা রীমী তীর পিতার সঙ্গী ছিলেন এবং জাহিরী 
 বাতিনী ‘ইল্‌ম তারই নিকট থেকে হাসিল করতে থাকেন। বাইশ বছর বয়সে 
উনি কাউনিয়া শহরে আগমন করেন এবং এ শহরই তাঁর আবাসস্থল ও দাফনগাহ 
ইসাবে পরিচিতি লাভ করে । 
তথামী সাধক-(১ম)-২৩ 


৩৫৪ সংগ্রামী সাধকদের ইতিহাস 


খোদাদাদ প্রতিভা লক্ষ্য করে তীর জন্য কাউনিয়ায় “মাদরাসা-ই-খোদী- 
ওয়ান্দিগার' নামক একটি মাদরাসা নির্মাণ করেন এবং এজন্য বিরাট ভু-সম্পত্তিও 
জ্মাক্‌'ফ করেন। | 

‘আলাউদ্দীন কায়কোবাদ মওলানাকে খুবই সম্মান করতেন এবং তীর 
সঙ্গে শ্রদ্ধাপূর্ণ সম্পর্ক রাখতেন । তিনি কাউনিয়ায় দুর্গ নির্মাণ করলে মওলানাকে 
সেখানে একদিনের জন্য হলেও বেড়িয়ে যাবার আবেদন জানান । মওলানা দুর্গ 
পরিদর্শন করে মন্তব্য করেন : 

“প্রাবন রোধ ও শক্র প্রতিরোধে এ নিঃসন্দেহে একটি উত্তম ব্যবস্থা ৷ কিন্তু 
মজলুম ও নিপীড়িত মানুষের তীররূপী কাতর ফরিয়াদ, যা হাজারো নয়, লাখো 
বুরূজ থেকে প্রতিদিন নির্গত হচ্ছে এবং বিশ্বকে ভারাক্রান্ত করে তুলছে, তার 
প্রতিকার সম্পর্কে কি আপনি কোন চিন্তা করেছেন? ‘আদল ও ইনসাফের দুর্গ 
নির্মাণ করুন । এর ভেতরই বিশ্বের শান্তি ও নিরাপত্তা নিহিত ৷” 

সুলতান মওলানার এ উপদেশে অত্যন্ত প্রভাবিত হন। 

মওলানা বাহাউদ্দীন ওয়ালাদের ইনতিকালের পর তৎকালীন সুলতান, 
“উলামায়ে কিরাম ও নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের একমত্যে মওলানা রুমী স্বীয় পিতার 
স্থলাভিষিক্ত হন । তিনি দৰ্স-তাদরীস তথা পঠন-পাঠন, তালকীন (ধর্মোপদেশ) ও 
ইরশাদের ধারা অব্যাহত রাখেন। তীর গৃহশিক্ষক সায়্যিদ বুরহানুদ্দীন মুহাক্কিক 
তিরমিযী তিরমিয চলে গিয়েছিলেন। মওলানা বাহাউদ্দীন ওয়ালাদের ইনতিকালের 
পর তিনিও কাউনিয়া আগমন করেন। মওলানা রূমী তীর মুরীদ হন এবং স্বীয় 
পিতার অবর্তমানে ভীরই মাধ্যমে আধ্যাত্মিক সাধনার স্তরগুলো অতিক্রম করেন। 
নয় বছর তিনি তীর সাহচর্যে কাটান। ৬৩৭ হিজরীতে সায়্যিদ বুরহানুদ্দীন 
ইনতিকাল করেন। 


মওলানার শিক্ষা সফর ও কর্মব্যস্ততা 

৬৩০ হিজরীতে মওলানা অধিকতর শিক্ষা লাভ ও আধ্যাত্মিক ফয়েয হাসিলের 
জন্য সিরিয়া শাম) সফর করেন এবং হলব (আলেপ্পো)-এ অবতরণ করেন। 
সুলতান সালাহুদ্দীন তনয় আল-মালিকু'জ-জাহির সে যুগের অন্যতম শ্রেষ্ঠ ‘আলিম 
কাধী বাহাউদ্দীন ইবনে শাদ্দাদের আন্দোলনের ফলে ৫৯১ হিজরীতে অনেকগুলো 
বড় মাদরাসা কায়েম করেছিলেন। এর ফলে হলবও দামিশৃকের মত জ্ঞান চর্চার 
কেন্দ্রে পরিণত হয়েছিল । 


মাওলানা জালালুদ্দীন রূমী রে) ৩৫৫ 


হলব-এ মওলানা মাদরাসা-ই-হালাবিয়ায় অবস্থান নেন এবং কামালুদ্দীন 
ইবনু'ল-আদীম থেকে উপকৃত হন। মওলানা যদিও এখানে বিদ্যার্জনে ব্যাপৃত 
ছিলেন, তবু সিপাহসালারের ভাষায় যে সব জটিল সমস্যার সমাধান কেউ করতে 
পারত না, তার সমাধান তিনিই করে দিতেন এবং সে সবের এমন সব যুক্তি পেশ 
করতেন যা কোন কিতাবে লিপিবদ্ধ ছিল না। 

হলব থেকে মওলানা দামিশক গমন করেন। সেখানে তিনি মাদরাসা-ই- 
মুকাদ্দাসিয়ায় অবস্থান করেন। দামিশকে সে সময় 'আলিম-“উলামার ভীড় লেগেই 
থাকত। সিপাহসালার লিখেছেন যে, দামিশকে শায়খ যুহ্য়িউদ্দীন ইবৃনে 'আরাবী, 
"শায়খ সা'দুদ্দীন হামুবী, শায়খ ‘উছমান রূশী, শায়খ আওহাদুদ্দীন কিরমানী ও 
শায়খ সদরদ্দীন কাওনবীর সাহচর্যে মওলানা তার সময় অতিবাহিত করতেন। 
এখানে হাকীকত ও মা'রিফত বিষয়ে তাঁদের পরস্পরের মধ্যে আলাপ-আলোচনা 
হত। 

৬৩৪ কিংবা ৬৩৫ হিজরীতে তিনি দামিশৃক থেকে ফিরে এসে কাউনিয়ায় 
স্থায়ীভাবে বসবাস শুরু করেন। সায়্যিদ বুরহানুদ্দীনের ইনতিকালের (৬৩৭ হি.) 
পর পাঁচ বছর পর্যন্ত তিনি বাহ্যত “আলিম-“উলামার বেশ ধারণ করে 
সার্বক্ষণিকভাবে জ্ঞান চর্চা ও শিক্ষা দান কর্মে ব্যাপৃত থাকেন। ৬৩৮ হি "তে শায়খ 
মুহ্য়িউদ্দীন ইবনে ‘আরাবী ইনতিকাল করেন। তার চারপাশে জ্ঞান জগতের যে 
সব উজ্জ্বল নক্ষত্রের সমাবেশ ঘটেছিল তাদের অধিকাংশই কাউনিয়ায় এসে 
সমবেত হয়েছিল। এঁদের মধ্যে শায়খ সদরন্দদীনও অন্যতম । প্রাচ্য ভূখণ্ডের দিক 
থেকে যে সব 'আলিম-“উলামা ও বুযুর্গ সেখানকার ধ্বংসযজ্ঞের কারণে পেরেশান 
হয়ে রমের দিকে রওয়ানা হতেন তাঁদের বেশির ভাগই পথিমধ্যে কাউনিয়াকেই 
তাদের আবাস ও আশ্রয়স্থল হিসাবে গ্রহণ করতেন। এভাবে কাউনিয়া সে যুগে 
'মদীনাতু'ল-“উলামা'য় (জ্ঞানীদের শহর) পরিণত হয়। এসব “আলিম-“উলামার 
মধ্যে মওলানার স্থান ছিল সবার উর্ধে । সে যুগে মওলানা এ সব কাজই করতেন 
ঘা সাধারণত 'আলিম-“উলামা করে থাকেন অর্থাৎ পঠন-পাঠন, ওয়া'্জ-নসীহত, 
ফতওয়া প্রদান ইত্যাদি। মওলানা বেশির ভাগ সময় শিক্ষা দান কার্যে ব্যাপৃত 
ধাকতেন। তীর নিজের মাদরাসায়ই চার শ'র বেশি ছাত্র ছিল। 

পঠন-পাঠন ছাড়াও মওলানা দ্বিতীয় যে কাজটি করতেন তা হ’ল ওয়াজ বা 
বক্তৃতা দান। ফতওয়া দান ছিল তীর স্থায়ী কর্মের অন্তর্গত । বায়তু'ল-মাল থেকে 
বওলানার জন্য এক দীনার নির্ধারিত ছিল। একে তিনি সেই ফতওয়া প্রদানের 
পারিশ্রমিক হিসাবেই গণ্য করতেন। এ ব্যাপারে তিনি এতটা কঠোর ছিলেন যে, 


৩৫৬ সংগ্রামী সাধকদের ইতিহাস 


যখন তিনি চরম অভাব-অনটনে পতিত হতেন এবং ইলমের মজলিসে গভীরভাবে 
ডুবে থাকতেন তখনও তীর নির্দেশ ছিল, যে মুহূর্তেই কোন ফতওয়া আসবে 
তাৎক্ষণিকভাবে যেন তাকে খবর দেয়া হয়। দোয়াত-কলম সব সময় তার সাথেই 
থাকত । 


অবস্থার বিগ্রবাত্মক পরিবর্তন 

৬৪২ হিজরী অবধি তীর এ একই অবস্থা ছিল। অতঃপর এমন সব ঘটনার 
সূত্রপাত হয় যার ফলে তীর জীবনে এক বিপ্নবাত্মক পরিবর্তন আসে এবং তিনি 
মওলবী জালালুদ্দীন কাওনবী থেকে ‘মওলানা-ই-রূমী’তে রূপান্তরিত হন। 
মওলানা শাম্স-ই-তাবরীয-এর মোলাকাত এবং তীর সত্তার সঙ্গে আসক্তি ও: 
বিলুপ্তির ফলে মওলানার এই অবান্তর ঘটেছিল । তিনি স্বয়ং বলেছেন : 

৪ GIRS i (90৯0১ Ard SISA GH 
(রুমের) মওলভী ততক্ষণ পর্যন্ত মওলানা রূম হতে পারেনি যতক্ষণ পর্যন্ত না 
সে শামৃস তাবরীষীর. গোলামী কবুল করেছে। 


শাম্‌স তাবরীয 

শাম্্‌স তাবরীয (মুহাম্মাদ ইব্‌ন “আলী ইব্‌ন মালিকদাদ)-এর দেশ ও বংশ 
পরিচয় কি? তীর বিরুদ্ধবাদীরা অনেক অপবাদই তীর প্রতি আরোপ করেছিল । 
তন্মধ্যে একটি অপবাদ হ'ল তীর শোম্স তাবরীষের) বংশ-পরিচয় অজ্ঞাত। ১ 

EADS 4৪ ৯ (515 LS এস আও এড bl এ ৩৭ লট 

না তার আসল জানা যায়, না বংশ-পরিচয়; আমরা জানি না--তিনি কোথা 

থেকে এসেছেন। 

প্রকৃত ব্যাপার এই যে, শৈশব থেকেই তিনি উন্নততর যোগ্যতা, প্রেমের 
আবেগ ও মুহব্বতের অধিকারী ছিলেন। “মানাকি 'বু'্ল-“আরিফীন' নামক গ্রন্থে স্বয়ং 
তীর মুখেই বর্ণিত আছে যে, তিনি যখন সাবালকতে উপনীত হননি, তখন থেকেই 
তিনি মহানবী (সা)-এর “ইশৃক-এ এমন মত্ত হয়ে থাকতেন যে, তিরিশ চল্লিশ দিন 
পর্যন্ত তার আহার গ্রহণের ইচ্ছেটুকুও হ’ত না। জাহিরী বিদ্যা অর্জন সমাপ্তির পর 

আল ফনান নেতৃপদে হন তখন তিনি তার পূর্বপুরুষদের পন্থা পরিত্যাগ করে 


অবলম্বন করেন এবং 'নও-: * উপাধিতে মশহুর হন। কিন্তু এ বর্ণনা 
সন্দেহযুক্ত ও বিতর্কিত দ্র. যিন্দেগানী মওলানা মুহাম্মাদ- পৃ. ৫৩-৫৪ নেদভী)। 


মাওলানা জালালুদ্দীন রূমী রে) ৩৫৭ 


তিনি শায়খ আবু বকর সিল্লাবাফের নিকট মুরীদ হন। কতক বর্ণনায় জানা যায় 
যে, তিনি শায়খ ‘ইয্যুদ্দীন সনজাসীর ২ মুরীদ ছিলেন৷ কতক বর্ণনায় অন্য নামের 
উল্লেখ আছে। হতে পারে যে, তিনি এঁদের সবার কাছ থেকেই ফয়েষ লাভে ধন্য 
হয়েছিলেন। 

এতসব সত্তেও যখন তিনি তৃপ্ত হলেন না, তখন আল্লাহ্‌ওয়ালা মানুষের 
সন্ধানে চতুর্দিকে ঘুরতে শুরু করলেন। তিনি এরূপ সাধারণ বেশে সফর করতেন 
যে, স্বয়ং তার বিলায়েত ও কামালিয়ত সম্পর্কে কেউ কিছু জানতেই পারত না। 
তিনি কালো পশমী কম্বল পরিধান করতেন এবং যেখানেই যেতেন সাধারণ 
সরাইখানায় অবস্থান করতেন এবং দরোজায় দামী তালা ঝুলিয়ে দিতেন, যাতে 
আর কিছুই থাকত না। সফরের আধিক্যের কারণে লোকে তাকে “শাম্স পক্ষী’ 
বলে ডাকত শুরু করেছিল । তিনি তাবরীয, বাগদাদ, জর্দান, রূম, কায়সারিয়া ও 
দামিশক সফর করেন। তিনি পায়জামার ফিতা বুনে বিক্রি করতেন এবং এটাই 
ছিল তীর জীবিকা অর্জনের মাধ্যম ৷ খাদ্য গ্রহণের অবস্থা এ রকম ছিল যে, 
দামিশৃকে তিনি যে এক বছর অবস্থান করেন তখন সপ্তাহে এক পেয়ালা যবাইকৃত 
পশুর মাথার তৈরি শুরুয়া- তাও কোনরূপ তেল ছাড়া- পান করতেন। তার 
সাহচর্ষের বোঝা বহন করতে পারে এমন কাউকে তিনি পেতেন না। অধিকাংশ 
সময় তিনি দু'আ করতেন : প্রভু হে! আমাকে এমন কোন সঙ্গী জুটিয়ে দাও যে 
আমার সাহচর্যের ভার বইতে পারে। 


মওলানার সঙ্গে সাক্ষাৎ ও বিরাট পরিবর্তন 


মওলানা শামস তাবরীধীর শায়খ তাকে রূম যাবার নির্দেশ দেন এবং বলেন £ 
সেখানে একটি দগ্ধ অন্তরের সাক্ষাৎ পাবে; তাকে আলোকিত করে এস। ৬৪২ 
হিজরীর ২৬শে জুমাদা আল-উখরার সোমবার তারিখে তিনি কাউনিয়া পৌছেন 
এবং সেখানে চিনি বিক্রেতাদের মহল্লায় অবস্থান করেন। একদিন দেখতে পেলেন, 
মওলানা পণুপৃষ্ঠে সওয়ার হয়ে আসছেন আর তীর চারপাশের লোকেরা তার 
জ্ঞান-ভাগ্তার থেকে উপকৃত হয়ে চলেছে। শাম্‌স অগ্রসর হয়ে জিজ্ঞেস করলেন 8 
রিয়াযত ও জ্ঞানের উদ্দেশ্য কিঃ মওলানা বললেন £ আদব ও শরীয়ত সম্পর্কে 


০৬১৯৬ ক বিচি 
খেছেন যে, সনজাস যুনজানের অ জারগা। পৃ. ৫৬; কিন্তু ইতিহাসে! দৃষ্টিতে তার এ 
বর্ণনার বিশুদ্ধতা তর্কাতীত নয় (-নদভী)। রী ij ” 


৩৫৮ সামী সাধকদের ইতিহাস 


জ্ঞাত হওয়া । শাম্‌স বললেন : না, আসল লক্ষ্যে না পৌছা পর্যন্ত এগিয়ে যাওয়া । 
এরপর তিনি হাকীম সানাঈ-এর নিম্নোক্ত কবিতাটি আবৃত্তি করেন : 
০ ৪ 43৫15 লা এ৪৯+ Sls OS 535 ple 

যে জ্ঞান তোমার অহংবোধকে তোমা থেকে ছিনিয়ে নিতে পারে না, সে 

জ্ঞানের চেয়ে মূর্খতাই উত্তম। 

মওলানা এতে বিস্মিত হন। অপরদিকে শামৃসের তীর লক্ষ্যভেদে সক্ষম হয় ।১ 
মওলানা তীকে সংগে করে নিজের ঘরে নিয়ে আসেন এবং আফলাকীর ভাষায় 
চল্লিশ দিন পর্যন্ত তার সঙ্গে এক কামরায় থাকেন। এ সময় উক্ত কামরায় কারো 
প্রবেশাধিকার ছিল না। সিপাহসালার বলেন ঃ ছয় মাস পর্যন্ত সালাহুদ্দীন যরকুবের 
কামরায় এ দু'জন বুযুর্গ একান্তে অতিবাহিত করেন। শায়খ সালাহুদ্দীন ব্যতিরেকে 
আর কারোরই উক্ত কামরায় প্রবেশাধিকার ছিল না। 

শামৃস-এর সাক্ষাৎ মওলানাকে এক নতুন জীবন, নতুন চেতনা ও নতুন জগত 
দান করে। মওলানা নিজেই বলেন : 

(3315 1০1 4৫ ০০০৩ (555৯৪ Ie + ১৪০ SIS sl) 0৯৪33525৮০০ 
শীম্স তাবরীধী আমাদেরকে হাকীকতের রাস্তা দেখিয়েছেন । এটা তারই 
পদধুগলের ফয়েয যে, আমরাও আজ ঈমানের অধিকারী । 
এতদিন পর্যন্ত মওলানা ছিলেন সে যুগের উস্তাদ ও শ্রেষ্ঠতম বুযুর্গের আসনে 

আসীন। ছাত্র-শিক্ষক, জ্ঞানী-গুণী, সৃফী-দরবেশ সবাই ছিল তার অনগ্রহপ্রার্থী, 
তীর থেকে উপকৃত হতে আগ্রহী। কিন্তু আজ তিনি নিজেই অনুগ্রহপ্রার্থী আর 
শামস তাবরীয তাকে ইরশাদ ও ফয়েষ প্রদানের মালিক । মওলানার সাহেবধাদা 
সুলতান ওয়ালাদ বলেন : 
১১ ১৯ ০৯০০০4৯০৪৯১ PIT 3৬০1 ৬০ ০০৫ 354 হি 
০১ 42 উর ৪ ২৪ ৯১715 + 5৪৪ JAlS ১৪৪ 21০ ১৭ 4৪৫ 
“আলিমদের শায়খ ও উত্তায নতুন করে শিক্ষার্থী সাজলেন; শাম্স-ই 
তাবরীহীর খেদমতে তিনি দৈনিক পাঠ গ্রহণ করতেন। 
দরবেশীর “ইলমে তিনি কামিল থাকা সত্তেও তাকে একটি নতুনতর 'ইল্ম 
প্রত্যক্ষ করান। 


১. সাহিবু'ল-মছনবীর বিভিন্ন বর্ণনা থেকে এ বর্ণনা বাছাই করা হয়েছে। এ বর্ণনা তাযকিরায়ে দওলত 
শাহ্র। পৃ. ১৯৬-৯৭; ফুযানফার এ পর্যায়ে সমস্ত বর্ণনা উদ্ধৃত করে এ ব্যাপারে তার অসন্তোষ ব্যক্ত 
করেছেন এবং শাম্‌স-এর ব্যাপারে মওলানার প্রতিক্রিয়া ও উন্মত্ততার কারণ কোন একটি আকস্মিক 
ঘটনাকে অভিহিত করেননি, বরং আল্লাহ্‌ওয়ালা মানুষের অনুসন্ধান এবং “ইশৃক ও “আশিকের সঙ্গে 
মওলানার প্রকৃতিগত সম্পর্কেই উল্লেখ করেছেন।--প্র. যিন্দেগানী মওলানা জালালুদ্দীন মুহ "স্মাদ, 
৬১ পৃ. 


মাওলানা জালালুদ্দীন রূমী (র) ৩৫৯ 
খোদ মওলানা রে) তীর নিজের মুখেই এ সম্পর্কে বলেন : 


GK 32 3 (9 4১৯৮ 522 (৬৫ 45০5 Aly 
4454125৫ SS HK EPIL + টি 5505৩ OES al 
আমি ছিলাম দরবেশ, (তিনি) আমাকে গায়ক বানিয়ে দিলেন, বানিয়ে দিলেন 
মদ্যপায়ীদের সর্দার ও মদখোর মাতাল । 
আমি ছিলাম মর্যাদাবান গদ্দীনশীন পীর; তিনি আমাকে অলি-গলিতে 
ভ্রীড়ারত শিশুদের খেলনায় পরিণত করলেন। 
ফল দাড়াল এই যে, শামৃস-ই-তাবরীষীর সঙ্গে সাক্ষাৎ হবার পর থেকে 
মওলানা শিক্ষা দান, ওয়া'জ-নসীহত সব কিছুই ছেড়ে দিলেন। তিনি বলেছেন : 
ti ভোট 2b) | ০৪৭১ + (5৪৪ ০১১৮ ১৪৩ 3155 9055 
1০5510৯1188 Sma (28 + জীপ পির TS বিন এই 
আমি বুধ গ্রহের মত প্রতিটি মজলিসের আলোচ্য বিষয় ছিলাম । এবার অনেক 
কাল যাবত তার ময়দান থেকে বসে পড়েছি। 
নূহ আ)-এর মত ললাটধারী পানীয় পরিবেশনকারী (সাকী)-কে যখন 
দেখতে পেলাম তখন পাগল হয়ে গেলাম এবং কলমগুলো ভেঙে ফেললাম । 


ব্যাপক আলোড়ন সৃষ্টি 

মওলানা যখন এভাবে অন্যান্য সব সম্পর্ক ছিন্ন করে প্রতিটি কথায় শামূস 
তাবরীবীকে অনুসরণ ও অনুকরণ করতে লাগলেন, তখন বিষয়টি মওলানার 
শাগরিদ ও মুরীদদের নিকট ভীষণ গীড়াদায়ক ঠেকল। অতঃপর এ নিয়ে 
চারদিকেই আলোড়ন ও গুঞ্জরণের সৃষ্টি হ'ল। শাম্স-এর অবস্থা সম্পর্কে 
জনসাধারণ তেমন ওয়াকিফহাল ছিল না । মুরীদদের ধারণা, “আমরা বছরের পর 
বছর ধরে মওলানার খেদমতে কাটিয়ে দিলাম, মওলানার কারামত দেখলাম, তার 
খ্যাতি চতুর্দিকে ছড়িয়ে পড়ল । অথচ আজ কোথা থেকে নাম-গোত্রহীন এক লোক 
এসে তাকে আমাদের মাঝ থেকে এমনভাবে ছোঁ মেরে ছিনিয়ে নিয়ে গেল যে, 
তীর চেহারা দেখার সুযোগ থেকেও আমরা বঞ্চিত হয়ে গেলাম । তার লেখাপড়া, 
শিক্ষা দান, ওয়া“জ-নসীহত সবই বন্ধ হয়ে গেল। এ লোক নিঃসন্দেহে কোন 
যাদুকর হবে, নয়ত প্রতারক । অন্যথায় তার কী সাধ্য যে, পর্বতসম এই 
ব্যক্তিত্বকে খড়কুটোর মত ভাসিয়ে নিয়ে যায়!” 

মোট কথা, সবাই শাম্স তাবরীষীর দুশমনে পরিণত হ'ল। তারা মাওলানার 
সামনে কিছু বলতে পারত না বটে, তবে তিনি একটু এদিক-সেদিক গেলেই তারা 


৩৬০ সং্থামী সাধকদের ইতিহাস 


শাম্‌সকে ভাল-মন্দ বলত এবং রাত-দিন এই ধান্ধায় ফিরত কখন ও কিভাবে 
পূর্বের মত মগ্লানার সাহচর্য লাভ করে ধন্য হতে পারে। 


শাম্স-এর অন্তর্ধান 

হযরত শামৃসুদ্দীন এসব লোকের গোস্তাখী নীরবে সইতে থাকেন। তিনি 
বুঝতে পেরেছিলেন যে, মওলানার প্রতি ভক্তি-শ্রদ্ধার কারণেই এসব লোক এভাবে 
মনঃক্ষুগ্ন। কিন্তু তাদের আচরণ যখন সীমা লঙ্ঘন করল এবং তিনি বুঝতে 
পারলেন যে, এবার গোলযোগ সৃষ্টির সমূহ আশংকা রয়েছে, তখন তিনি একদিন 
নীরবে নিঃশব্দে কাউনিয়া পরিত্যাগ করলেন। আফলাকী তীর এই প্রথম 
অন্তর্ধানের তারিখ ৬৪৩ হিজরীর ১লা শাওয়াল রোজ বৃহস্পতিবার বলে উল্লেখ 
করেছেন। সে হিসাবে প্রথমবার তিনি সোয়া বছরের মত কাউনিয়ায় অবস্থান 
করেন। 

শামৃস-এর বিচ্ছেদ ছিল মওলানার কাছে অত্যন্ত কষ্টকর ও পীড়াদায়ক 
মুরীদেরা যা ভেবেছিল- ঘটল তার উল্টোটি। শামস চলে যাবার পর মওলানা 
তাদের প্রতি কী মনোযোগ দেবেন, আগে যেটুকু দিতেন এখন ভাও ছেড়ে দেবার 
উপক্রম হ'ল । কিছু সংখ্যক নাদানের কারণে সৎ ও বিশ্বস্ত লোকেরাও মওলানার 
সাহচর্য থেকে এভাবে বঞ্চিত হ'ল। 


মওলানার অস্থিরতা এবং শাম্স-এর প্রত্যাবর্তন 

সিপাহসালারের বর্ণনা মুতাবিক দামিশৃক থেকে মওলানার নামে শামৃসুদ্দীনের 
পত্র না আসা অবধি এই বিচ্ছেদ ও বিচ্ছিন্নতা বজায় ছিল। পত্র প্রাপ্তির পর 
মওলানার অবস্থার কিছুটা পরিবর্তন ঘটে এবং শামৃস-এর প্রতি আগ্রহ ও প্রেম 
তাকে “সামার প্রতি আকৃষ্ট করে তোলে। তিনি সে সব লোকের প্রতি আগের 
মতই নেক নজর অব্যাহত রাখেন যারা শাম্স-এর বিরুদ্ধে কোনরূপ অসদাচরণ 
করেনি। এ সময় মওলানা হযরত শাম্‌স-এর খেদমতে পত্রাকারে চার লাইন 
কবিতা লিখে পাঠান। এতে তিনি নিজের অস্থিরতা এবং তীর প্রতি অপরিসীম 
আগ্রহের কথা ব্যক্ত করেন। তিনি বলেন : 


JLS 0১015 HIDE + JUS 15811 ৪৪ Lgl 
JUS 015941 2৪০০০ এট + ০৪৪ gl FLA হা 
JL LS 5৯355 9৬৯$ আও LES ৪৯ US ০৬৯ 


মাওলানা জালালুদ্দীন রূমী (র) ৩৬১ 


41০ Al le 8১5 02 + Sy 5505 ও ০৯৪4৬ ০ 
ওহে আলো! আমার হৃদয়ে এস; হে আমার প্রেম ও লক্ষ্যের শেষ গন্তব্যস্থল! 
এস! 
এস, ওহে অগ্রগামী! তোমার দিক থেকে সত্যিকার প্রেম তো আগেই প্রকাশ 
পেয়েছে; অতএব আর দেরী নয়, এস। 
যখন তুমি আসবে তখন তা হবে বিরাট বিজয় ও সাফল্য ৷ যদি তুমি না 
আস, তাহলে সেটা হবে বিরাট ক্ষতি; অতএব তুমি এস। 
ভুমি তো সূর্যের মত দীপ্ডিময়- চাই কাছে থাক আর দূরেই থাক। হে দূরবর্তী 
থেকেও নিকটবর্তী, এস। 
ইতিমধ্যে গোলমাল কিছুটা স্তিমিত হয়ে যায়। অবকাশ ও প্রসন্ূতা লাভের 

পর লোকেরা শাম্‌স-এর বিরোধিতা পরিত্যাগ করে ৷ মওলানা শামৃসকে ফিরিয়ে 
আনবার উপায় খুঁজে বের করেন। পুত্র সুলতান ওয়ালাদকে ডেকে বলেন £ তুমি 
আমার পক্ষ থেকে শাহ্‌-ই-মকবুলের দিকে ছুটে যাও এবং এটা নিয়ে গিয়ে তার 
পায়ের ওপর উৎসর্গ কর-আর আমার হয়ে বল, যে মুরীদেরা গোস্তাখী করেছিল 
তারা সকলেই খোলা মনে তওবা করেছে এবং আশা করছে, যেসব অন্যায় ও 
ত্রুটি হয়ে গেছে তা যেন মাফ করে দেওয়া হয়। এবার দয়া করে তিনি যেন 
এদিকে পা ফেলেন! তিনি তার হাত দিয়ে যে চিঠি লিখেছিলেন তা ছিল নিম্নরূপ : 
15০ ৬৯৪৪ 12 ০৩৯৯ 315 5০০৬ এপি S545 PS ITS 
Pas শুক 13 ও কই ০৯৯13 + ১৬ ভগ তে IF ভিত খল 
= ০৬৯ এ 01 ও এ ক sms + 1505 ওই এটা SIA 55 
(5555 15 hae এর 05 ০৪১ + AER 8০০ ০৪৯1০ ০৮০ ০৮৪ 
6৩৯০০ ৯০৪ ০৭০৭৮ ০০৯ pA + JUS পলি Eos IAD রি 
(588০ < ৮৪০০ Ulm + is CE ভুলি 33 হর ০১৪ এ 
(5০০০০ ১৪৩ ৯০৪৩ ডে 035 185 Ll ৮৮৮৭ ৪৩১ সি 
15১৬ ৮০০৫ ও FUE ১৯৪ ক + SG hg) দেল ওক এত 31৮ 
যে মুহুর্তে তুমি এখান থেকে চলে গেছ, আমি মোমের মত গলে গেছি, বিচ্ছিন্ন 
হয়ে গেছি জীবনের সকল স্বাদ ও আহলাদ থেকে । 
সারা রাত আমি মোমবাতির মত জ্বলতে থাকি; আগুনের সঙ্গে সাক্ষাৎ 
ঘটলেও মধুর স্বাদ থেকে বঞ্চিত আমি । 
তোমার সৌন্দর্য সুখ থেকে বঞ্চিত হবার কারণে আমার দেহ-মন পেঁচকের 
মত বিরান হয়ে গেছে। 
একটু এদিকে তোমার অশ্বের গতি ফেরাও; আমার জীবনের হস্তীশুণ্ডকে একটু 


৩৬২ সংঘামী সাধকদের ইতিহাস 


মযবৃত কর। 

তোমার উপস্থিতি ব্যতিরেকে সামার মজলিস বৈধ নয়; আমার জীবন 

মালঞ্চের ওপর শয়তানসদৃশ বোঝা চেপে বসেছে। 

তোমা ব্যতিরেকে কোন গযলই পীত হয়নি, এমতাবস্থায় মুবারক লিপি এসে 

পৌছল। 

তোমার পবিত্র লিপি শোনার আনন্দে পাচ-ছ"টি কাব্য লিখে ফেলেছি। 

তোমার সন্দর্শনে আমার সন্ধ্যাও যেন ভোরের ন্যায় আলোকিত হয়ে ওঠে। 

ওহে! যীর সত্তার জন্য শাম, আরমান ও রোম গর্বিত। 

সুলতান ওয়ালাদ হযরত শামৃসকে অত্যন্ত সম্মান ও শ্রদ্ধার সঙ্গে কাউনিয়া 
নিয়ে আসেন। 


হযরত শামৃস-এর কাউনিয়া প্রত্যাবর্তনে মওলানার খুশির সীমা ছিল না। যে 
সমস্ত লোক গোস্তাখী করেছিল তারা সবাই এসে ক্ষমা প্রার্থনা করে বেশ 
কিছুকাল উভয়ের এই নির্মল সাহচর্য অব্যাহত থাকে। ইতিমধ্যে হযরত শাম্স-এর 
সঙ্গে মওলানার এক্য ও ঘনিষ্ঠতা পূর্বের তুলনায় আরো বৃদ্ধি পায়। কিন্তু দুঃখের 
বিষয়, এ সুখ ও সৌভাগ্য বেশি দিন টিকল না। আবার আবিলতা ও মালিন্যের 
উপকরণ জমে উঠতে লাগল ৷ মওলানার কামরার নিকটই সুফফা দালানের 
একদিকে হযরত শাম্‌স অবস্থান করতেন। শামস সেখানে তীর স্ত্রীসহ বসবাস 
করতেন। কাউনিয়াতেই তিনি এ বিয়ে করেন। মওলানার মেজোপুত্র চচিল্পী 
'আলাউদ্দীন) যখন মওলানার ঘরে যেতেন তখন এদিক দিয়েই যেতেন। কিন্তু 
এদিক হয়ে তার এ যাওয়া-আসা মওলানা শামৃসুদ্দীন তাবরীযী পছন্দ করতেন না। 
তিনি কয়েকবার তাকে অত্যন্ত স্নেহ-কোমল কণ্ঠে কথাটি বোঝাবার চেষ্টা করেন, 
কিন্তু তা উল্টো “আলাউদ্দীনের মনঃকষ্টের কারণ হয়ে দীড়ায়। হযরত শামুসুদ্দীন 
সুলতান ওয়ালাদকে বেশি স্নেহ করেন- এটাও ছিল তীর মর্মপীড়ার অন্যতম 
কারণ । চিল্পী ‘আলাউদ্দীন বিষয়টি নিয়ে অন্যদের সঙ্গেও আলোচনা করেন। যে 
সমস্ত লোক এ ধরনের একটি সুযোগের অপেক্ষা করছিল তারা এর ওপর আরো 
একটু রঙ চড়ায়। তারা বলতে থাকে : বেশ তো লোক! কোথাকার কে, জানা 
নেই- শোনা নেই,হঠাৎ উড়ে এসে জুড়ে বসেছে। মওলানার ঘর দখল করে তীর 
ছেলেকেই ঘরে আসতে দিচ্ছে না! 


মাওলানা জালালুদ্দীন রূমী রে) তত 


হযরত শামসুদ্দীন কেবল বিনয় ও সহিষ্ণুতার কারণে এতদিন এ বিষয়ে 
মওলানার সঙ্গে কোন আলাপ করেননি। কিন্তু পরিস্থিতি যখন সীমা অতিক্রম 
করল তখন তিনি সরাসরি সুলতান ওয়ালাদকে বললেন : এসব লোকের আচরণে 
এটা বুঝতে পারছি যে, এবার এমনভাবে অন্তর্ধান করতে হবে যাতে কেউ আর 
আমার খোঁজ না পায় ৷ মওলানার কতক গযল থেকে পরিষ্কার প্রতিভাত হয় যে, 
তিনিও এ ব্যাপারে অবহিত ও আশংকিত ছিলেন এবং কবিতার মাধ্যমে এর থেকে 

যা-ই হোক, হযরত শামসুদ্দীন-এর বিরুদ্ধে লোকের মন-মানসিকতা পুনরায় 
তুঙ্গে ওঠে। তিনি নিজেও অতিষ্ঠ হয়ে পড়েন। একদিন দেখা গেল যে, তিনি 
অকস্মাৎ অন্তৰ্ধান করেছেন।১ 

as 1৯০০4১31595 ক 4৮৪ IL ও ৬৪1৫ USL 
অকস্মাৎ তিনি সবার মাঝ থেকে হারিয়ে গেলেন যাতে করে অন্তর-মন থেকে 
সর্বপ্রকার অস্থিরতা খতম হয়ে যায়। 


মওলানার অস্থিরতা 
সকাল বেলা মওলানা যখন মাদরাসায় এসে শাম্সকে ঘরে পেলেন না- 
তখনই চিৎকার করে ওঠেন এবং সুলতান ওয়ালাদের ঘরে গিয়ে তাকে ডেকে 
বলেন: 
3115 ০০৯ 0০8১ 305 5504 ৬০৯৪৪ lbs FS ০৪ সী বই ওল] 3" 
৮215 5108 1 Ab lg 
আরে বাহাউদ্দীন! শুয়ে রয়েছ কেন? ওঠো, স্বীয় শায়খ-এর অনুসন্ধান কর। 
আমি আমার অন্তরের খ্রাণেন্দ্রিয়কে তার মেহেরবানীর সুরভি থেকে বঞ্চিত 
পাচ্ছি। 
দু'তিন দিন যাবত তিনি চতুর্দিকে অনুসন্ধান করতে থাকেন। কিন্তু কোথাও 
হযরত শামূস-এর সন্ধান পাওয়া গেল না। এবারে মওলানা শাম্স-এর অন্তর্থানে 
৯ কতক, লোক বলেছেন, কাউনিয়াতে, কি লোক হযরত শামূসকে হত্যা করেছে। মওলানা বলেন £ 


টা 


HE এক ৎ আল্লাহ যা চান তাই করেন এবং তিনি ভার ইচ্ছা মাফিক 


যে, যদি শাম্সকে হত্যাই করা হ’ত এবং মওলানা যদি তা জানতে পারতেন তাহলে তীর সন্ধানে তিনি 
এতটা চিন্তাবিত হতেন না । (ঘিন্দেগানী-৮৩-৮৪ পৃ.-নদভী)। 


৩৬৪ স্থামী সাধকদের ইতিহাস 
মওলানা রূমীর অবস্থা আগের তুলনায় আরো বেশী পরিবর্তিত হয়ে যায়। 


Ll 35 ওই al She 3 Hs af GSE এ 1১৪৯ 01 ৫ টা 
শায়খ মেওলানা ূমী) তীর বিচ্ছেদে ব্যথায় পাগল হয়ে যান এবং তার প্রেমে 
যু'ন-নুন মিসরীর মৃত দিশেহারা হয়ে গড়েন । 
যে সমস্ত লোকের কারণে তীর জীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল মওলানা তাদের 
সবাইকেই তার (মওলানা রূমীর) নিজের সাহচর্য থেকে বের করে দেন। এবার 
তিনি গযল গাওয়া ও সামা মাহফিলেই সময় ব্যয় করতে শুরু করেন। এ ঘটনা 
৬৪৫ হিজরীর । 

হযরত শাম্‌স রে) গায়েব হয়ে যাবার পর মওলানা দু'দিন চতুর্দিকে তার 
তালাশ করেন। কোনভাবেই যখন তীর সন্ধান পাওয়া গেল না- তখন তীর নিজের 
অবস্থার পরিবর্তন শুরু হয়। সামার তরীকা গেম্থা-পদ্ধতি) তো তিনি প্রথমেই 
এখতিয়ার করেছিলেন । এখন তীর অবস্থা হ'ল, সামা" ভিন্ন তিনি একটি মুহুর্তেও 
অতিবাহিত করতে পারেন না। মাদ্রাসায় তিনি টহল দিয়ে ফিরতেন এবং 
প্রকাশ্যে ও গোপনে শোরগোল করতেন, করতেন ফরিয়াদ । এ সময় তিনি হযরত 
শাম্স-এর বিচ্ছেদ যন্ত্রণায় অনেকগুলো মর্মস্পর্শী গযল রচনা করেন। তীর 
বেদনা-বিধুর গযলগুলোর অধিকাংশই এ সময়ের রচনা । 

এসব অস্থিরমনা ও চিত্ত-চাঞ্চল্য সত্ত্বেও মওলানার মন থেকে এ চিন্তা ও 
চেতনা কিন্তু একেবারে মুছে যায়নি যে, রোষকদের গৃহযুদ্ধ, মিসরীয়দের তুর্কতাষী 
এবং তাতারীদের ধ্বংসকর অভিযানের কারণে গোটা দেশই যেখানে তছনছ হয়ে 
যাচ্ছে, সে ক্ষেত্রে এই অশুভ ক্ষণে না জানি হযরত শাম্স-এর কি হয়েছে৷ 
মওলানার অবস্থা হয়েছিল এরূপ যে, যদি কোন লোক মিছেমিছিও বলত যে, সে 
হযরত শামূসকে অমুক জায়গায় দেখেছে অমনি মওলানা নিজের পরিহিত পোশাক 
খুলে তাকে দিয়ে দিতেন এবং শুকরিয়া আদায় করতেন। 


সিরিয়া সফর ও সান্তনা লাভ 

এরূপ উৎসাহ্‌-উদ্দীপনার মাঝে মওলানা একদিন সিরিয়া সফরের উদ্দেশে 
বেরিয়ে পড়েন। তার সঙ্গী-সাথীরাও তীর সঙ্গে বেরিয়ে পড়ে । এভাবেই তিনি 
দামিশুক পৌছেন এবং সেখানকার মানুষের অন্তর-মানসে প্রেমের আগুন জ্বালিয়ে 
দেন। সকল লোকই বিম্বয়াপন্ন হ’ত, এরকম একজন ‘আলিম ও ফাযেল ব্যক্তি 


মাওলানা জালালুদ্দীন রূমী রে) ৩৬৫ 


কেন এরূপ দেওয়ানাপ্রায় হচ্ছেন? শাম্‌স তাবরীধ আসলে বন্ডুটা কী যার পেছনে 
এরূপ একজন বিশিষ্ট ব্যক্তি মাথা কুটে মরছেন! 
দামিশ্কে যখন শাম্স-এর কোন পাত্তা পাওয়া গেল না তখন মওলানা 
বললেন : আমি আর শাম্‌স দু'জন নই। তিনি যদি হন সূর্য তাহলে আমি তার 
আলোক-বিন্দুঃ আর তিনি যদি হন সমুদ্র তাহলে আমি তার (পানির) ফৌটা। 
আলোক-বিন্দুর অস্তিত্ব তো সূর্য থেকেই আর পানির ফৌটার যে আর্দ্রতা তার 
উৎসও তো সমুদ্রই। তাহলে আর পার্থক্যটা রইল কি? কয়েকদিন পর সিরিয়া 
(শাম) থেকে তিনি রূমের দিকে রওয়ানা হন। 
অতঃপর কয়েক বছর তিনি কাউনিয়া অবস্থান করেন। এখানে তীর প্রেমাবেগ 
পুনরায় উথলে ওঠে। কিছু লোক সাথে করে তিনি আবার সিরিয়া পানে রওয়ানা 
হন। এরপর কাউনিয়া প্রত্যাবর্তন করেন। এবারে তিনি এই ধারণা নিয়ে 
কিছুই ছিল না, বরং নিজেকেই খুঁজে ফিরছিলাম আমি। এবার তিনি এই ধারণা 
রদ AALS HLS Badr বিচার ₹ 
[| 
এবার দামিশৃক থেকে প্রত্যাবর্তনের পর মওলানা হযরত শাম্‌স-এর সঙ্গে 
মিলিত হবার ব্যাপারে একেবারে হতাশ হয়ে পড়েন। কিন্তু যে অবস্থা তিনি 
শাম্‌স-এর মাঝে প্রত্যক্ষ করতেন- তা তিনি নিজের মধ্যেই প্রত্যক্ষ করতে 
থাকেন। 


শায়খ সালাহুদ্দীন যরকুব 
দামিশৃক থেকে দ্বিতীয় দফা প্রত্যাবর্তনের পর মওলানা কিছুদিন চুপচাপ ' 
থাকেন। এরপর তিনি শায়খ সালাহুদ্দীনকে তীর গুপ্ততেদের সঙ্গী ও খলীফা 
বানান । ৬৪৭ হিজরীতে তিনি তাঁকে স্বীয় বিশিষ্ট সহচর নিযুক্ত করেন এবং হযরত 
শাম্সুদ্দীনের পরিবর্তে তাকেই স্বীয় সহযোগী ও অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ 
করেন।১ 
৩৮৮০ 08339533501 331 এ + ০৭ ০০৪ ২৬০৪৭ ০৪4] (০৯ 4 
45১৬ ০5331 ১১ ০৯ pam 3৩১৪ ৪ ০৯৭ইীও ও ০৯4০৪ J 


মিটি —— 
১. ফুযানফার বলেন : 7525335559৫ ৮৩ Js ভে SAS ২৪০৩১ oad 2152551158৬ 
1১01১03১১১৬ ০৬০০০ 41 ১ ০১৫] ১১৭৩ ৪4৩ tl als ১৩1 ০১৮০ 
(5559) থা 5০১৮ ৪৩৭১ as Selb 


৩৬৬ সংগামী সাধকদের ইতিহাস 


শাহ সালাহুদ্বীনই শাম্সুদ্দীন তাবরীযীর এ কাজে তীর সাহায্যকারী হন। তার 
হাল-চাল, কাজ-কর্ম ও কথাবার্তায় তীর উন্নতি ঘটে; তার থেকে অনেক 
বিন্ময়কর গুপ্ত কথা তিনি শোনেন। 


শায়খ সালাহুদ্দীন কাউনিয়ার নিকটবর্তী একটি গ্রামের অধিবাসী ছিলেন। 
গরীব পিতামাতার সন্তান ছিলেন। তিনি ছিলেন মৎস্যজীবী । অবশ্য সালাহুদ্দীন 
নিজে স্বর্ণকারের পেশা গ্রহণ করেন। প্রথম থেকেই তিনি আমানতদারী, সততা ও 
তখন তিনি তার মুরীদ হন এবং তীর দরবারে বিশিষ্ট আসন লাভ করেন। সায়্যিদ 
বুরহান উদ্দীনের ইনতিকালের পর তিনি মওলানার হাতে নতুন করে বায়'আত 
হন। মৃত্যুর দশ বছর পূর্বে তিনি মওলানার এরূপ নৈকট্য লাভ করেন যে, এই দশ 
বছর তিনি তার বিশিষ্ট খলীফা হিসাবেই কাটান। ৬৫৭ হিজরীতে ১লা মুহাররাম্‌ 
তারিখে শায়খ ইনতিকাল করেন। 


শায়খ যরকৃবের সান্লিধ্যের কারণে পুনরায় গোলযোগ দেখা দেয়। এবার 
লোকের অভিযোগ ছিল যে, এর চেয়ে শামস তাবরীষীই বরং ছিলেন ভাল। তিনি 
আর যা-ই হোন, একজন “আলিম তো নিশ্চয়ই ছিলেন। আর এ লোক হচ্ছে 
এখানকারই অধিবাসী । সবাই তাকে একজন সাধারণ লোক হিসাবে জানে। 
জীবনভর গহনার নকশা খোদাই করেছে, আর এখন মওলানার বন্ধু হয়ে বসেছে। 
আশ্চর্য লাগে যে, মওলানা নিজে এত বড় সন্মান ও মর্যাদার অধিকারী হওয়া 
সত্ত্বেও এমন একজন লোককে ভক্তি ও শ্রদ্ধা প্রদর্শনে কেন এতটা বাড়াবাড়ি 
করেন! শায়খ এসব শোনার পর বলেন ৪ লোকের মনঃকষ্টের কারণ যে, মওলানা 
কেন আমাকে সবার মাঝে বৈশিষ্ট্য দান করলেন। কিন্তু তারা আসল কথা বুঝতে 
পারছে না যে, মওলানা নিজেই নিজের ‘আশিক । আমি তো একটা বাহানামাত্র ।১ 


দশ বছর পর্যন্ত মওলানাকে সাহচর্য প্রদানের পর শায়খ হঠাৎ করেই অসুস্থ 
হয়ে পড়েন এবং পহেলা মুহাররাম পরিপূর্ণ আত্মিক প্রশান্তির সাথে এই নশ্বর 
পৃথিবী ত্যাগ করেন। 


ভি রা 
১. দী'উ'য-যামান ফ্রুযানফার “যিন্দেগানী মওলানা জালালুঈন মুহাম্মাদ" নামক পুস্তকে লিখছেন : (53৬০, 
ক পাস এ১ ৩ Pie ০০১৯৬ ৯০৫৯৪ Lal 0৮ ১৯ 5১৪০ 4০৬৯৯ ০1১৫০ শি ১৬৩৪ 

এ মনি stn ও 01১ এ ০০০০ ০৪। (95545 085 31 ৩০৮১ ০123০ edly ০০৩ ০০৮৪ 
3০ 0122 এ ০1১৪ 31 এ ১8595 ১০ 0151 LY pe ৯০৩ ০৪১৩৬ ১৪৪ ১৩৪০৫ ৬ Ali! 
Et ওঠ ভাগ de ails ৯0১৩ ২৬৯ ও বল Hod HII IS FKL হাত 5 ol 

০ _ ১ 


মাওলানা জালালুদ্দীন বূমী (র) ৩৬৭ 


চিল্পী হুসামুদ্দীন 

শায়খ সালাহুদ্দীনের ইনতিকালের পর মওলানা চিল্পী ১ হুসামুদ্দীন ইবনে আখী 
তুর্ককে স্বীয় নায়েব ও খলীফা নিযুক্ত করেন। চিল্পী হুসামুদ্দীন ছিলেন মওলানার 
বিশিষ্ট মুরীদদের অন্যতম এবং মওলানার ইনতিকালের পর এগার বছর পর্যন্ত 
তিনি মওলানার খিলাফতের দায়িভ্ পালন করেন। তিনি মূলত তুর্ক ও দেশীয় 
হিসাবে আরামীয় ছিলেন। রূমের মশহুর ও প্রভাবশালী খান্দান “আখী”-র সঙ্গে 
সম্পর্কিত ছিলেন তিনি।২ | 

হযরত শাম্সুদ্ীন তাবরীষী ও শায়খ সালাহুদ্বীনেরও তিনি মুরীদ ছিলেন। 
তীদের থেকেও তিনি উপকৃত হয়েছিলেন। 

হযরত হুসামুদ্দীন চিল্লী তার সমস্ত গোলাম ও কর্মচারীকে প্রকাশ্যে বলে 
মালিকানাধীন সমস্ত সম্পত্তি মওলানার খিদমতে ব্যয় করে ফেলেন। শেষে তিনি 
গোলামদেরকেও আযাদ করে দেন। মওলানাকে তিনি এতটা সম্মান করতেন যে, 
কোনদিন তিনি মওলানার ওষৃখানায় ওযু করতেন না। তীব্র ঠাণ্ডা ও শীত, গুঁড়ি 
গুঁড়ি বরফ পড়ছে, এতদসত্বেও তিনি ঘরে গিয়ে ওযু করে আসতেন । অপর দিকে 
তীর সঙ্গে মওলানার আচরণও ছিল এমনি যে, বহিরাগত কোন দর্শক তা দেখার 
পর খোদ মওলানাকেই মুরীদ ভেবে বসত ।৩ 


মছনবী প্রণয়ন 

মছনবী শরীফ প্রণয়ন এ যুগের একটি উল্লেখযোগ্য কীর্তি। এতে হযরত 
হুসামুদ্দীনের ক্রমাগত তাকীদ ও চাপের একটি বিরাট ভূমিকা ছিল। যদি বলা হয় 
যে, মছনবী শরীফের অস্তিতু লাভ ঘটেছিল তারই কারণে তাহলে সম্ভবত বেশী 
বলা হবে না।৪ 


১. তুকী ভাষায় চিল্পী-- আরবী সীদী শব্দের সমার্থক। 

২, জরুযানফার তার জন্ম তারিখ ৬২২ হিজরী বলে উল্লেখ করেছেন। 

৩. মওলানা যা কিছু পেতেন-সবই চিল্‌পীর নিকট পাঠিয়ে দিতেন। যে মজলিসে চিল্পী থাকতেন না সে 
মজলিসে মওলানার স্বভাবে জোশ ও উত্তাপ সঞ্চারিত হ'ত না। তাই তিনি সেখানে আধ্যাত্মিকতার 
গুপ্ত-রহপ্য ও মা'রিফত সম্পর্কে কোন আলোচনাই করতেন না। যীরা এ সত্য সম্পর্কে জ্ঞাত ছিলেন 
তারা মজলিসে হযরত চিল্পীকে হাযির রাখতে অধিক যত্নবান হতেন যাতে করে আধ্যাত্মিক ফয়েযের 
স্রোত প্রবাহিত হয় । প্রে. যিন্দেগানী-পৃ. ১০৫) -নদভী । 

8. ফ্রুযানফার লিখেছেন যে, চিল্লী র আহ্বান ও ফরমায়েশ অনুসারেই মছনবী রচিত হয়। তিনি 
আরও লিখেছেন যে, চিল্লী দেখতে পেতেন যে, মওলানার বন্ধু-বান্ধব ও সম্পর্কিত জনেরা শায়খ 
'আত্তার ও সানাঈর রচিত গ্রন্থ ও কথামালা অধ্যয়নে মগ্ন থাকেন। মওলানার গীত গযলের যদিও 
ভাণ্ডার ছিল, কিন্তু তাসাওউফের হাকীকত ও সুলূক (আধ্যাত্মিক পথ)-এর সৃস্মাতিসূক্ম্ম (পরবর্তী পৃ. দ্র.) 


৩৬৮ সংগ্রামী সাধকদের ইতিহাস 


সাথী নির্বাচনের কারণ 
মওলানা কোন না কোন সাথী ব্যতিরেকে আরাম পেতেন নাঁ। শামসুদ্দীনের 
পর সালাহুদ্দীন এবং সালাহুদ্দীনের পর হুসামুদ্দীন তীর গগু-রহস্য সঙ্গী ও অন্তরঙ্গ 
সাথী ছিলেন, বরং এ সিলসিলা যদি আরো বাড়ানো যায় তাহলে পরিষ্কার দেখা 
যাবে যে, সায়্যিদ বাহাউদ্দীন তিরমিবীও এ দলে শামিল যদিও তিনি ভিন্ন অবস্থান 
থেকে এ দলে এসেছিলেন। সায়্যিদ বাহাউদ্দীন তিরমিধীর ইনতিকাল এবং হযরত 
শাম্স-এর আগমন মধ্যবর্তী পাচ বছর মওলানা এমনভাবে অতিবাহিত করতেন 
যাতে মনে হ'ত, এ সময় তিনি একটা কিছুর ঘাটতি অনুভব করছেন। এর থেকে 
যে ফলাফল বেরিয়ে আসে তা হ’ল এই যে, মওলানার ভেতর যে কামালিয়াত 
প্রচ্ছন্ন ছিল সে সবের প্রকাশের জন্য কোন না কোন আন্দোলক ও উৎসাহদাতার 
প্রয়োজন ছিল। তাঁর রচিত “দীওয়ান” ও “মছনবী” এসব প্রচ্ছন্ন আন্দোলনেরই 
সাক্ষী। কেবল হুসামুদ্দীনের অন্যমনস্কতার কারণে মছনবী শরীফের রচনা দু'বছর 
বন্ধ থাকে। 
মওলানা কোন লোককে তর কাশ্ফ ও কারামতের কারণে সাহচর্ষের জন্য 
নির্বাচিত করেন নি। এ ক্ষেত্রে তার অভিমত ছিল, মুহব্বতের কারণে সহজাতিতৃ। 
মওলানা নিজে তার পুত্র সুলতান ওয়ালাদের এক প্রশ্নের উত্তরে বলেছিলেন, 
“সম্পর্কের দিক দিয়ে এক জাতিতে কারণেই তাঁকে আমি বিশিষ্ট বন্ধু হিসাবে 
জানি।” তিনি আরও বলেছেন : যে প্রেম ও ভালবাসা সৃষ্টি হয় সম্পর্কের কারণে 
(পূর্ববর্তী পৃষ্ঠার পর) বিষয়ের তুলনায় তার বেশির ভাগই ছিল মওলানার উত্তপ্ত প্রকৃতি ও প্রেমের 
উচ্ছাসে ভরপুর । তিনি সুযোগের অপেক্ষায় ছিলেন । এক রাত্রে মওলানাকে একাকী পেয়ে হাদীকা, 
সানা'ঈ কিংবা মানতি "কু“ত--ত শয়র-এর ঢঙে একটি কিতাব প্রণয়নে তাকে অনুপ্রাণিত করেন। এ কৎ 
শোনার সঙ্গে সঙ্গেই তিনি তাঁর পাগড়ীর ভেতর থেকে একটি কাগজ বের করেন । এতে ১৮টি কবিতা 
লিখিত ছিল। এর প্রথম চরণটি ছিল তাই যাদ্বারা মছনবীর সূচনা হয়েছে। 
১৪ AE LS Silas ৯555০584৯০৩ ০5 01 
“বশীর বিরহ সুর লক্ষ্য করে শোন সে কিরূপ (হৃদয়থাহী) সুর (বিরহ জ্বালা) ব্যক্ত করে"-- (এখানে 
বাঁশী অর্থ মানুষের বূহ)। শেষ চরণ ছিল ঃ (3415 ১০0০০০৩৬৯০০, “ব্যস! কথা 
সংক্ষিপ্ত করাই উচিত।-- ওয়াসসালাম।”এটাই ছিল মছনবী রচনার সূচনা ৷ মওলানা তার মুখ দিয়ে 
স্বতস্কুর্তভাবে কবিতা আবৃত্তি করতেন আর মওলানা হুসামুদ্দীন তা লিখে যেতেন। লিখে নেবার পর 


হুগামুদ্দীন তা সজোরে মিষ্টি সুরে পাঠ করতেন। কখনো সারারাত এতে কাবার হয়ে যেত। মছনবী 
রচনার কাজ সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত চলত। 

মছনবী ১ম খণ্ড সমাপ্ত হতেই হুসামুদ্দীনের স্ত্র-বিয়োগ ঘটে এবং তাঁর ওপর এর গভীর প্রতিক্রিয়া 
পড়ে। শোকে তিনি পাগল-প্ায় হয়ে যান। তার এই অপ্থকৃতিস্থ অব 'দৃষ্টে মওলানাও হঠাৎ বিষুঢ় হয়ে 
যান। ফলে দু’ বছর মছনবীর কাজ বন্ধ থাকে । এরপর পুনরায় হুসামুদ্দীনের তাগাদা প্রদান ও চাপ 
সৃষ্টির ফলে মছনবীর কাজ শুরু হয় এবং মওলানার ওফাত পর্যন্ত তা অব্যাহত থাকে। ১৫ বছর এ 
কাজ চলেছিল (যিন্দেগানী মওলানা জালালুদ্দীন মুহাম্মদ -১১৬-১৮ পৃ.)-নদভী ৷ 


মাওলানা জালালুদ্দীন বমী রে) ৩৬৯ 


তার পরিণতিতে লজ্জিত হবার কিছু নেই। প্রকৃত ভালবাসা ও সম্পর্ক সৃষ্টির দ্বারা 
নিয়া ও আখিরাতে কোথাও লঙ্জিত হতে হয় না। সেজন্যই কিয়ামতের ময়দানে 
/:/5195 “হায়! আমি যদি অমুককে বন্ধু হিসাবে গ্রহণ না করতাম ।” H 
মুত্তাকী প্রেমিকদের গুণাবলী হবে নিম্নরূপ 8 
bE Ue oa Hen Moye HSH 
বন্ধুজনেরা পরস্পরের দুশমন হবে সেদিন; একমাত্র মুর্তীকীরাই হবে এর 
ব্যতিক্রম। 
মওলানা নিজে বলেন : 

৬০০ শ্রী ৪৪ i এ৪ + Sli অক ক 0৮1 22 
মু'জিযা ঈমানের কারণ হয় না, বরং স্বজাতিত্বের মিল গুণাবলী আত্মস্থ 
করবার মাধ্যম হয় (অর্থাৎ পারস্পরিক সম্পর্ক একের গুণ অন্যের মাঝে 
সংক্রমিত করে)। 
সিপাহসালার বলেন ঃ মওলানার ইনতিকালের চল্লিশ দিন পূর্ব থেকেই 

কাউনিয়ায় ভূমিকম্প হচ্ছিল। আফলাকীর বর্ণনা মুভাবিক মওলানা শয্যাগত 
থাকাকালে সাতদিন উপর্যুপরি ভূমিকম্প হয়। অত্যধিক ভূমিকম্পের কারণে 
লোকেরা হাপিয়ে ওঠে এবং মওলানার সাহায্যপ্ার্থী হয় । এতে মওলানা বলেন : 
যমীন ক্ষুধার্ত, সে এখন খাবার চায়। সত্বরই সে তা পাবে আর তোমাদের 
কষ্টেরও অবসান ঘটবে । সে সময় তিনি নিম্নোক্ত গযল গেয়েছিলেন : 
৮৪1০ হিল HS এন গেছ JST SEAS ও ০৫৭ বাশি 0810 
০1০5 01 4৪ Ah Au + LAL 2৯ LES এলি এন 
তোমার সেই করুণা ও কৃপা সত্ত্বেও অন্তর-মন তোমাকে ক্রোধাবিত হবার 
অনুমতি দিচ্ছে, আর অনুমতি দিচ্ছে 'লান তারানী' (তুমি আমাকে কখনো 
দেখতে পারবে না) বলে এই সব প্রাণের দর্পণ চূর্ণ করবার। 
চিল্পী হুসামুদ্দীন বলেন ৪ একদিন শায়খ সদরুদ্দীন দরবেশ-শ্রেষ্ঠদের 
সমভিব্যাহারে রুগ্ন মওলানাকে দেখতে আসেন। মওলানার অবস্থাদৃষ্টে তারা 
ব্যথিত হন এবং আল্লাহ্‌র দরবারে তার রোগ মুক্তির জন্য দু'আ করেন। সেই সঙ্গে 
তারা মওলানার পরিপূর্ণ সুস্থতা ফিরে পাবার ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেন 
এতে মওলানা বলেন ঃ এখন আরোগ্য লাভ আপনার জন্যই বরকতময় হোক! 
প্রেমিক ও প্রেমাম্পদের মাঝে অন্তরায় হিসাবে চুলের ন্যায় সরু ও চিকন একটি 


নসংঘামী সাধক-(১ম)-২৪ 


৩৭০ সংগ্রামী সাধকদের ইতিহাস 


আবরণ রয়ে গেছে। আপনি কি চান না যে, সেটা উঠে যাক এবং নূর নূরের সাথে 
গিয়ে মিলিত হোক! | 

রোগাক্রান্ত অবস্থায় তিনি নিম্নোক্ত গযল শুরু করেন। হুসামুদ্দীন চিল্পী তা 
লিখছিলেন আর কীদছিলেন। 

৩৮০ ০১৩৭ (০ এ ২০৪9০ ভিসন গন OF 0৯১ La ঢা এ বক ১০৪০ 

যাও, তুমি তাকিয়ায় গিয়ে মাথা রাখ! আমাকে একাকী ছেড়ে দাও; আমার 

মত বিপর্যস্ত, বিপন্ন এবং রাতে 'বিচরণকারী মুসাফিরকে ছেড়ে যাও। 

আমি আছি আর আছে একরাশ চিন্তার উত্তাল তরঙ্গ; রাতদিন একাই থাকি। 

যদি চাও আস এবং বখশিশ কর অথবা চলে যাও এবং জুলুম কর। 

আমার থেকে পালিয়ে যাও যাতে তুমিও বিপদে না পড়। শাস্তির পথ ধর, 

বিপদের রাস্তা পরিত্যাগ কর। 

আমি আছি আর সঙ্গে আছে চোখের পানি; পেরেশানির মধ্যে আটকে আছি। 

(এমতাবস্থায়) আমার অশ্রুমালার ওপর দিয়ে স্টীম রোলার চালাও । 

বিনা কারণে আমাকে মারে এবং পাষাণের ন্যায় নির্মমভাবে টানাহেচড়া করে । 

এ কথা বলে না যে, প্রতিশোধ নেবার পথ বের কর। 

মাশূক €েমাস্পদ)-দের সর্দারের ওপর বিশ্বস্ততা প্রদর্শন বাধ্যতামূলক নয়; 

ওহে হলুদ চেহারার প্রেমিক! তুমিই ধৈর্য ধর এবং বিশ্বস্ততা প্রদর্শন কর। 

আমি এমন এক আঘাত পেয়েছি মৃত্যু ভিন্ন যার কোন চিকিৎসা নেই; 
অতএব, অ/ন কেমন করে বলি যে, এ ব্যথার চিকিৎসা কর। 

গত রাতে আমি স্বপ্নে এক বৃদ্ধকে দেখলাম । সে আমাকে হাতের ইশারায় 

বলছে, আমার দিকে চলে আসার সংকল্প কর । 
ঠিক মৃত্যুর কাছাকাছি সময়ে তিনি বলেন : 

৩৭০০ SAAS ৮৯ ০৮৯15 5০১4৫ ১৩৭ 9০৫০০ Saigo ph 9৪০৩ ৬১৭৩৯১৫ 

যদি তুমি মু'মিন হও, মিষ্ট হও, তাহলে তোমার মৃত্যুও মু'মিন; আর তুমি যদি 

কাফির হও, তিক্ত ও বিস্বাদ হও, তাহলে তোমার মৃত্যুও কাফির । 

৬৭২ হিজরীর জুমাদা আল-উখরার পাচ তারিখে সূর্যাস্তের সময় হাকীকত ও 
মা'রিফত বর্ণনারত অবস্থায় তিনি ইনতিকাল করেন। ইনতিকালের সময় 
মওলানার বয়স ছিল ৬৮ বছর তিন মাস। 

মওলানার জানাযা বাইরে আনতেই এক কিয়ামত-দৃশ্যের অবতারণা হয়। 
সকল ধর্মের ও সকল জাতিগোষ্ঠীর লোকই তাতে শরীক ছিল। সবাই কীদছিল। 
ইয়াহুদী ও খ্রিষ্টান তাদের স্ব স্ব ধর্মগ্রন্থ (তওরাত ও ইন্জীল) পাঠ করছিল। 


মাওলানা জালালুদ্দীন রূমী (র) ৩৭১ 


মুসলমানেরা তাদেরকে বাধা দিচ্ছিল, কিন্তু তারা বিরত হচ্ছিল না। শেষাবধি 
গোলযোগের আশঙ্কা দেখা দেয়। যখন এ সংবাদ কাউনিয়ার শাসনকর্তা 
মু'ঈবুদ্দীন পরওয়ানার নিকট পৌছুল তখন তিনি খ্রিষ্টান ধর্মযাজক ও পাদরীদের 
জিজ্ঞেস করেন : (মওলানার জানাধায শরীক হবার সঙ্গে) তোমাদের কী সম্পর্ক? 
তারা বলল : আমরা পূর্ববর্তী নবীদের হাকীকত এরই বর্ণনার মাধ্যমে বুঝতে 
পেরেছি এবং কামিল দরবেশদের চলনভঙ্গী তার চলনভঙ্গী থেকেই জেনেছি। যা 
হোক, এ সব লোক জানাযার অনুগমন করে । লোকের ভীড় এত বেশি হয়েছিল 
যে, মুর্দার খাটিয়া খুব ভোরে মাদরাসা থেকে রওয়ানা হয়েছিল এবং সন্ধ্যার সময় 
কবরস্থানে গিয়ে পৌছেছিল। রাতের বেলা তাসাওউফ ও ফকীরির এই সুমহান 
সুর্য লোকচক্ষুর অন্তরালে চলে যায়। 


চরিত্র ও বৈশিষ্ট্য 

মওলানা শিবলী মরহুম “সওয়ানেহ'-ই-মওলানা রূম” নামক গ্রন্থে বলেন : 
মওলানা যতদিন পর্যন্ত তাসাওউফের বেস্টনীর মাঝে আসেন নি ততদিন পর্যন্ত 
তার জীবন ছিল জ্ঞানীসুলভ জীকজমকের এক আশ্চর্য প্রতিমূর্তি। তাঁর সওয়ারী 
যখন রাস্তায় বের হত তখন “আলিম-“উলামা কিংবা ছাত্রই শুধু নয়, 
মামীর-উমারার একটি দলও তীর অনুসরণ করত । আমীর-উমারা ও সুলতানদের 
দরবারের সঙ্গেও তার সম্পর্ক ছিল। কিন্তু সলুক (আধ্যাত্মিকতার পথ)-এ প্রবেশ 
করবার সঙ্গে সঙ্গে তার এ অবস্থার পরিবর্তন ঘটে। পঠন-পাঠন (দরস ও 
হাদরীস), ফতওয়া প্রদান ও জনকল্যাণমূলক কাজের সাথে তীর কিছু যোগ ছিল 
বটে, তবে তা ছিল অতীত জীবনের প্রতীকম্বরূপ। অন্যথায় তিনি সব সময়ই 
মাল্লাহ্‌ প্রেম ও তীর মা‘রিফতের নেশায় ডুবে থাকতেন। 


রয়াযত ও সুজাহাদা 
তার রিয়াযত ও সুজাহাদা ছিল সীমাতিরিক্ত। সিপাহসালার তীর সাহচর্ধে 
মিটিয়েছেন বছরের পর বছর। তিনি বলেন £ আমি কখনোই তাকে রাত্রিকালীন 
পাশাকে দেখিনি । বিছানা কিংবা তাকিয়া (বালিশ) একেবারেই থাকত না। ইচ্ছে 
গরেই তিনি শয়ন করতেন না। ঘুম আসলে বসে বসেই একটু ঝিমিয়ে নিতেন। 
[কটি গযলে তিনি বলেন : ৩১185 93013 503 IS এ + আসি এ এ পক ll বট 
এমন লোক কি করে আরাম করতে পারে- তা সে যে পাশ ফিরেই শয়ন 
করুক না কেন-যার বিছানা কীটাভরা । 


৩৭২ সংগ্রামী সাধকদের ইতিহাস 


সামা‘ মাহফিলে তীর মুরীদদের যখন ঘুম পেত তখন তিনি তাদের খাতিরে 
দেওয়ালের সঙ্গে হেলান দিয়ে জানুর ওপর মাথা রাখতেন যাতে তার দেখাদেখি 
অন্যেরা নির্দ্বিধায় কিছুটা শুয়ে নেয়। তারা ঘুমিয়ে পড়তেই তিনি উঠে যেতেন এবং 
ধিকর-আযকার ও তাসবীহ-তাহলীলে মত্ত হয়ে গড়তেন। একটি গষলে এরই 
প্রতি তিনি ইঙ্গিত করেছেন : 


১০০১ lS 1০ ৯৮৩ Ja 4০০ ও LIS AD 
২০ ৬১৮ এ ৩৪ ০ ০১৪১ লতি বাশি 
২4০১ উ ০৯ বি ৪০ ০0 5১35 ILS 
১০ ও Hh ৩১৪ ও 31০ ০৯3 ৬৭ Al 
সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমি হত হৃদয়ের ঘুম আসেনি । আমার 
আখিযুগল কেবল আসমানের তারকা গুণেই রাত কাটিয়েছে। 
স্বুম আমার চোখ থেকে এমনভাবেই উধাও হয়েছে যে, আর কখনো ফিরে 
আসবে না। কেননা আমার চোখ তোমার বিচ্ছেদ বিষ পান করে মারা গেছে 
(আর মৃত তো পুনরায় ফিরে আসতে পারে না)। 
অধিকাংশ সময় তিনি সিয়াম পালন করতেন এবং উপযুঁপরি কয়েক দিন 
পর্যন্ত কিছুই খেতেন না। 


সালাতের অবস্থা 
সালাতের ওয়াক্ত হতেই তিনি কিবলামুখী দীড়িয়ে যেতেন। এ সময় তার 
চেহারার রং বদলে যেত। সালাতের মধ্যে তিনি নিজেকে হারিয়ে ফেলতেন। 
সিপাহসালার বলেন : নিজের চোখেই আমি বহুবার দেখেছি যে, এশার আওয়াল 
ওয়াক্তে তিনি নিয়ত বেঁধেছেন এবং দু’ রাকআত পড়তেই সুবেহ (ভোর) হয়ে 
গেছে। মওলানা তার একটি গযলে স্বীয় সালাতের অবস্থার বর্ণনা দিয়েছেন : 
2১1৯ ও 61১৯ ৫১০৪ ০৯ 00 008 এটি 
০১৯১৩ 4৯৬৮ ওহ 5০৮ JES ৪ 
(3০ এলসি ১৬০ PI এ) ৩০৩ এরি 
০2151 আন ০১ এ৭ এলি ২১৬০৪ PE ০৭ 
1 ০০০৯ Sys $6235 ১৮০ JU 
ola sl ALS ai ila) এ ৯০15০ 4S 
০৪1 ৩১৮৭ 7১৮টি 2 51 Sw ৪৪ 35 লী 


253141১3৩৯৯ 15015 ১১৬ বই EE 


মাওলানা জালালুদ্দীন রূমী রে) ৩৭৩ 
Us ০১৪১৮০ Sms © এও TIS 4১৩৫ I> ৩৯ 
না 5 al 5১ G2 একই 55585 45 
11১5 ১৮৩ ৬ 6515 43 এমসি 15২ 
5১905 wh Ll 4S ৫০ wd pL 4S 
সবাই সন্ধ্যায় সালাত আদায় করেই দস্তরখানা বিছায় এবং প্রদীপ জ্বালায়; 
কিন্তু আমি তখন অন্য এক বন্ধুর কল্পনায় থাকি, থাকি পেরেশান। ভারই 
বিরহ গাথা গাই এবং তারই কাছে ফরিয়াদ জানাই। 
চোখের পানিতে যখন ওযু করি তখন আমার সালাতও আগুনে পরিণত হয়; 
মসজিদেই আমাকে পুড়িয়ে ফেলে যখন সেখানে আযানের আওয়াজ পৌছে। 
আরে! পাগলদের সালাতই অদ্ভুত ধরনের ৷ তোমরাই বল,এটা কি জায়েয? 
(এমতাবস্থায় যে,) না তারা (সালাতের) ওয়াক্তের খবর রাখে আর না রাখে 
স্থানের! 
বিস্ময়ের ব্যাপার, তারা জানে না এ সালাত দু’ রাক“আতের, না চার 
রাক'আতের? আরো বিস্ময় এই যে, সালাতের সময় জ্ঞান যখন আমার নেই 
তখন কি করে বলি, আমি সালাতে কোন্‌ সূরা পড়েছি। 
আল্লাহ্‌র দরজার কিভাবে কড়া নাড়ি, যখন আমার হাতও নেই, হৃদয়ও নেই! 
হে খোদা! তুমি যখন হৃদয়, হাত সব কিছুই নিয়ে গেছ- তখন আমাকে 
(অন্তত) নিরাপত্তা দাও। 
আল্লাহ্র কসম! আমি যখন সালাত আদায় করি তখন কোন কিছুরই খবর 
রাখি না। কোন রুকু“ পুরা হ'ল কিনা, কে ইমামতি করল তাও জানি না। 
একবার শীতের দিনে মওলানা সালাতে দাড়িয়ে এত বেশি কীদেন যে, তীর 
সমস্ত চেহারা ও দাড়ি চোখের পানিতে ভেসে যায় এবং শীতের তীব্রতায় সে পানি 
জমে বরফে পরিণত হয়। অবশ্য তিনি সেভাবেই সালাতে মশগুল থাকেন। 


যুহদ ও অল্পে তুষ্টি 

মেযাজের দিক দিয়ে তিনি সর্বোচ্চ মাত্রায় যুহ্‌দ-এ অভ্যস্ত এবং অল্পে তুষ্ট 
ছিলেন। সকল সুলতান ও আমীর-উমারাই নগদ অর্থ-কড়িসহ সর্বপ্রকার 
উপহার-উপটৌকন তাঁর কাছে পাঠাতেন। কিন্তু তিনি সে সবের কিছুই নিজের 
কাছে রাখতেন না৷ যা কিছু আসত এবং যেভাবে আসত তিনি তা সালাহুদ্দীন 
ষরকৃব অথবা চিল্পী হুসামুদ্দীনের নিকট পাঠিয়ে দিতেন। কখনো এমনও দেখা 
গেছে যে, ঘরে এক মুঠো খাবারও নেই, এমতাবস্থায় মওলানার সাহেবযাদা 


৩৭৪ সংগ্রামী সাধকদের ইতিহাস 


সুলতান ওয়ালাদের পীড়াপীড়িতে এ সমস্ত জিনিস থেকে কিছুটা ঘরে রেখে 
দিতেন। যেদিন ঘরে খাবার কিছুই থাকত না-সেদিন মওলানা অত্যন্ত খুশি হয়ে 
বলতেন, “আজ আমাদের ঘরে দরবেশির গন্ধ অনুভূত হচ্ছে ।” ১ 


বদান্যতা ও কুরবানী 

দানশীলতা ও বদান্যতার অবস্থা ছিল এই যে, সায়েল (প্রার্থী)-কে কিছু দিতে 
না পারলে দেহে আবা, কুর্তা যা-ই থাকুক না কেন, তাই খুলে দিয়ে দিতেন। পাছে 
খুলে দিতে দেরী হয় সেজন্য আবার মত কুর্তার সম্মুখ ভাগও সব সময় খোলা 
রাখতেন। 


পরার্থপরতা ও অহংশুন্যতা 

একবার মুরীদদের সঙ্গে কোথাও যাচ্ছিলেন। পথিমধ্যে সংকীর্ণ একটি 
গলিপথের ওপর একটি কুকুর শুয়েছিল। ফলে রাস্তা গিয়েছিল আটকে । মওলানা 
থেমে গেলেন এবং অনেকক্ষণ দাড়িয়ে থাকলেন। বিপরীত দিক দিয়ে এক ব্যক্তি 
হেঁটে আসছিল! লোকটি কুকুরটাকে রাস্তা থেকে হটিয়ে দেয়। মওলানা এতে 
মনঃক্ষু্ন হন এবং বলেন : তুমি ওকে না-হক কষ্ট দিলে। 

একবার দু'জন লোক রাস্তার ওপর দাড়িয়ে ঝগড়া করছিল এবং একে 
অপরকে গালি দিচ্ছিল। তাদের ভেতর একজন অপরজনকে বলছিল ঃ অভিশপ্ত! 
তুমি আমাকে একটা বললে বিনিময়ে আমি দশটা শুনিয়ে দেব। আকস্মিকভাবে 
মওলানা এদিক হয়ে কোথাও যাচ্ছিলেন। তিনি এ লোকটিকে ডেকে বললেন : 
ভাই! তোমার যা কিছু বলার তা ওকে নয়, বরং আমাকে বল। কেননা তুমি 
আমাকে হাযারটা বললেও আমি প্রত্যুত্তরে একটিও বলব না। এ কথা শুনে লোক 
দু'টি মওলানার পায়ে পড়ে ক্ষমা চেয়ে নেয় এবং নিজেদের মধ্যে সন্ধি করে। 


হালাল উপার্জন 

আওক "ফ বিভাগ থেকে মাসিক ১৫ দীনার ভাতা নির্ধারিত ছিল। এর দ্বারাই 
মওলানা জীবিকা নির্বাহ কতেন। বিনা শ্রমে প্রাপ্ত অর্থে জীবিকা নির্বাহ করা তিনি 
অত্যন্ত অপছন্দ করতেন! সেজন্য তিনি এর বিনিময়ে ফতওয়া লিখতেন! 
মুরীদদেরকে তাকীদ দিয়ে রেখেছিলেন, “যখনই কেউ ফতওয়া নিয়ে আসে, তখন 
যে অবস্থায়ই থাকি না কেন, আমাকে অবশ্যই সংবাদ দেবে যাতে এর মাধ্যমে 
আমি হালাল উপার্জন করতে পারি ।” 


মাওলানা জালালুদ্দীন রুমী (র্‌) ৩৭৫ 


একবার কেউ. বলেছিল, “শায়খ সদরুদ্দীন মাসে হাযার রূপিয়া ভাতা পান, 
আর আপনি পান কেবল পনের দীনার মাসিক 1*১ মওলানা জওয়াবে বলেছিলেন : 
শায়খ-এর খরচের পরিমাণও খুব বেশি । আসলে আমি যে পনের দীনার পাই 
সেটাও তীরই পাওয়া উচিত। 


দুনিয়াদারদের সংশ্রব বর্জন 

মওলানা প্রকৃতিগতভাবেই আমীর-উমারা, সুলতান ও শাসকদের ঘৃণা 
করতেন এবং তাদের সংস্রব এড়িয়ে চলতেন। কেবল সদাচরণের খাতিরেই তিনি 
তাঁদের সঙ্গে কখনো কখনো মিলিত হতেন। একবার এক আমীর মওলানার নিকট 
এই মর্মে সংবাদ পাঠান, “অত্যধিক কাজের চাপে ফুরসৎ পাই না। তাই হযরতের 
দরবারে হাযির হবার মওকা জোটে খুবই কম। মেহেরবানী করে আমাকে ক্ষমা 
করবেন!” মওলানা তাকে বলে পাঠান : 

“ক্ষমা প্রার্থনার প্রয়োজন নেই। আসার চেয়ে না আসলেই বরং আমি বেশি 
কৃতজ্ঞ থাকি।”১ 

মছনবী ঃ তার জ্ঞানগত ও সংক্কারমূলক অবস্থান ও পয়গাম 
মছনবী 

মওলানার অবস্থা থেকে বোঝা যায়, তিনি স্বভাবতই উৎসাহী ও আবেগপ্রবণ 
ছিলেন। ‘ইশ্ক তথা প্রেম তার প্রকৃতির রন্ধে রন্ধে প্রবেশ করেছিল। জাহির 
"ইলম ও বুদ্ধিবৃত্তির অনুক্ষণ ধ্যান তার ও প্রেমের এই আগুনকে দাবিয়ে 
রেখেছিল । শামস তাবরীষের অগ্নিবৎ ধ্যান তার এ প্রেমের এই আগুনকে দাবিয়ে 
রেখেছিল! শামৃস তাবরীষের অগ্নিবৎ সাহচর্য তার প্রকৃতিকে উক্কে দিয়েছিল এবং 
প্রশিক্ষণ ও পরিবেশ তার ওপর যে আবরণ ফেলেছিল- অত্যন্ত আকম্মিকভাবেই 
তা বিলীন হয়ে যায়। ফলে তিনি আপাদমস্তক জুলত্ত আগ্নেয়গিরিতে পরিণত হন৷ 

০৫ ০৯০1 GL CELA ALIN + নিউ ৩৯৩ ALLS 

আমার লোমকুপের গোড়া থেকে শেষাবধি অগ্নি-শিখা নির্গত হচ্ছে; আমার 

চিন্তার শিরা-উপশিরা থেকে আগুন ঝরে পড়ছে। ২ 

এই মকামে পৌছার পর ‘আরিফের প্রতিটি লোমকুপ থেকে আওয়াজ ধবনিত 
হয়: 


১. সওয়ানেহ মওলানা বীম-সংক্ষেপিত ও ঈষৎ পরিবর্তিত । 
২. ইকবাল দর মছনবী- আসরারে খুদী 


৩৭৬ সংগ্রামী সাধকদের ইতিহাস 


SASS AS La ৮৫১১ + lS pn ol lps ৩৪ 
হে প্রভু-প্রতিপালক ! দুনিয়াতে আমার সাথী (বন্ধ) কোথায়? আমি সিনাই 
পর্বতের খোরমা বৃক্ষ; আমার কলীম (হযরত মুসা) কোথায়? 
আর এটাই একমাত্র কারণ যে, অন্তরঙ্গ বন্ধু ও রহস্য-সঙ্গী ব্যতিরেকে তার 
পক্ষে জীবন ধারণ করা ছিল অসম্ভব । শামস তাবরীষের পর যতদিন পর্যন্ত না 
তিনি সালাহুদ্দীন যরকুব এবং সালাহুদ্দীন যরকুবের পর যতদিন পর্যন্ত হুসামুদ্দীন 
চিল্গীকে পেয়েছেন তার অশান্ত ও অস্থির চিত্ত শান্ত হয়নি । ০.০ ০১০1১ ৫৬ 
এই জ্বলন্ত অগ্নিই তাকে ক্রমান্বয়ে সামার দিকে টেনে নিয়ে যেত এবং তিনি 
এ থেকে শক্তি ও খোরাক সংগ্রহ করতেন। অনন্তর তিনি বলেন : 
£৮ললী। আসি এও SIS + Elam তা ৪1৪৪৫০22135 ms 
১০০০ SIU 31 ১১০৩ ১৪ SL + ১১৬ SYS ১০৯৪ এও 
১৪০ ৩৩৯০ ০৯৩ ASSL + ৯০৯০৪ 15 51 3৮০ ০ 
‘আশিকের খাদ্যই হচ্ছে সামার মাহফিল; কেননা এর দ্বারাই একাগ্রতা ও 
মানসিক প্রশান্তি আসে । 


অন্তরের কল্পনা একটা উল্লেখযোগ্য পরিমাণ শক্তি লাভ করে, বরং বাশীর 
আওয়াজে তার একটা ব্যবস্থা কিংবা সুরাহা হয়ে যায় ।৯ 


প্রেমের আগুন শব্দ দ্বারা আরো বেগবান হয়েছে, যেরূপ এই অগ্নিকুণ্ডে কয়লা 
নিক্ষেপকারীর আগুনের অবস্থা ।২ 
এই তাপ ও জ্বালাই তাকে আরো উক্কে দিয়েছে এবং চুপচাপ থাকাকে তার 
পক্ষে অসম্ভব করে তুলেছে। তাঁর ভাষায় : 
Sl 311 2831 ৮০ i + Sim ৩৪০7৬ 45 31 ৮১০ ৪৪৩৯ 
hss Ds KIS 11১১5 Ss লর্ড ০ ASS Js 
হৃদয় থেকে উৎসারিত শব্দের বন্যা উছলে পড়া মুহব্বতের আলামত; আর 
শব্দ আটকে যাওয়া সম্পর্কহীনতা ও প্রেমশূন্যতার কারণ ৷ 
যে হৃদয় প্রেমাস্পদকে দেখতে পেয়েছে সে কি করে নিষ্প্রাণ ও স্বাদহীন 
থাকতে পারে; আর যে বুলবুল ফুল দেখেছে সে কি করে না গেয়ে থাকতে 
পারে।* 
ই বক: 2১৯ পৃ নংল ফির: ফন পরকাল 
|| 


২ 
৩. মছনবী, ৫৫১ পৃ. । 


মাওলানা জালালুদ্দীন রূমী রে) ৩৭৭ 


এই বাদ্যযন্ত্র থেকে যে গীত নির্গত হ'ল তার সংকলনই হ'ল মছনবী । এ তার 
ধ্যান-ধারণা ও অবস্থা, ঘটনা ও প্রতিক্রিয়া,পর্যবেক্ষণ ও অভিজ্ঞতার দর্পণ । এটা 
গায়বের ব্যথা ও জ্বালা,জোশ ও মত্ততা এবং ঈমান ও ইয়াকীন দ্বারা পূর্ণ। 
মছনবীর বিশ্বব্যাপী জনপ্রিয়তা ও নজীরবিহীন প্রভাব সৃষ্টির এটাই আসল কারণ । 


এ) ৬ ১৬০ ৮৮০৪) ০০ 3:৪০ এ 
বাদ্যযন্ত্রের প্রতিটি শিরা-উপশিরায় এর নির্মাতার রক্ত প্রবাহিত।৯ 


বুদ্ধিবৃত্তি ও জাহির পরস্তীর সমালোচনা 

মওলানার শিক্ষা ও এর বিকাশ ঘটেছিল সর্বাংশেই আশ'আরীদের জ্ঞানগত 
পরিবেশ ও পরিমণ্ডলে । তিনি নিজেও একজন সফল শিক্ষক ও যুক্তিবাগীশ 
‘আলিম ছিলেন৷ আল্লাহ্‌র অনুগ্রহ যখন তাকে মা'রিফত (পরিচিতি) ও অবহিতির 
স্তর পর্যন্ত পৌছাল এবং বাণী থেকে অবস্থা, খবর থেকে নজর, শব্দ থেকে অর্থ 
এবং পরিভাষা ও সংজ্ঞার শাব্দিক ইন্দ্রজাল থেকে হয়ে যখন তিনি মূল সত্যে গিয়ে 
উপনীত হলেন, তখনই তিনি দর্শন ও “ইলমে কালামের দুর্বলতা ও যুক্তি-প্রমাণ ও 
আনুমানিক সিদ্ধান্তের ভ্রান্তি পরিমাপ করতে সক্ষম হলেন। দার্শনিক, যুতাকাল্পিম 
ও যুক্তি-বাগীশদের অসহায়ত্ব ও মূল সত্য সম্পর্কে অজ্ঞতার হাকীকত তাঁর সম্মুখে 
উদ্ভাসিত হয়ে উঠল। যেহেতু এ সবের প্রতিটি অলি-গলি সম্পর্কে তিনি অবহিত 
ছিলেন সেজন্য তিনি যা বলতেন তা তীর ব্যক্তিগত অভিজ্ঞতা ও পর্যবেক্ষণের 
ভিত্তিতেই হস্ত এবং এর বাস্তবতাও কেউ অস্বীকার করতে পারত না । 

এ যুগে দর্শন ও বুদ্ধিবৃত্তির উৎস হিসাবে সর্বাধিক জোর দেওয়া হ'ত বাহ্য 
ইন্দ্িয়ের উপর । বাহ্য-ইন্দ্িয়কেই জ্ঞান লাভ ও নিশ্চিত বিশ্বাস উৎপাদনের 
সবচেয়ে বিশুদ্ধ ও নির্ভরযোগ্য মাধ্যম বলে মনে করা হ'ত। আর যে সব বস্তু এর 
আওতায় আসত না অর্থাৎ বুদ্ধির অগম্য ও ইন্দ্রিয়াতীত বিষয়বস্তুকে অস্বীকার 
করবার প্রবণতা বেড়ে চলেছিল। মুতাধিলাগণ এই ‘ইন্নিয়ানুভূতি পূজা'র সবচেয়ে 
বড় প্রবক্তা ছিল। এই ইন্্রিয়ানুভূতি পূজা ঈমান বি'ল-গায়ব তথা অদৃশ্যে বিশ্বাস 
স্থাপনকে খুবই ক্ষতিগ্রস্ত করেছিল এবং ইসলামী শরীয়ত ও আল্লাহ্‌ কর্তৃক অবতীর্ণ 
ওয়াহীর পেশকৃত হাকীকতের প্রতি এক ধরনের অনাস্থার ভাব সৃষ্টি করে 
দিয়েছিল। মওলানা এই পঞ্চেন্দিয় পূজা এবং এর তুখোড় প্রবক্তাদের সমালোচনা 
করতে গিয়ে বলেন : 

০৮০১ ১১ sm আন এ ৮৩১ + 0151 Abs Shy ০০৮ শি 


১, ইকবাল, বালে জিবরীল । 


৩৭৮ স্থামী সাধকদের ইতিহাস 


০১:০। ১০ ৬) ig + 00০ Jal এ] ১০৮ ১৯০ 
Sl ৬ Gl শিপ 98 55 ক এপ] ৪15০5 ls ০০০ 94S 
পি ৪৯টি 085 এলি এ JBL 8 নিও এ ০০৯১ Mh 992 SP 
জ্ঞান-বুদ্ধির চক্ষু সুন্নত ওয়া'ল-জামা“আতের সঙ্গে সম্পক্ত। 
মু'তাষিলীগণ ইন্দিয়পূজার খেলনামাত্র; বিভ্রান্তি ও গোমরাহীর কারণে তারা 
নিজেদের সুন্নী হিসেবে দেখিয়ে থাকে। | 
যে কেউই ইন্দরিয়-পূজায় অতিবাহিত করল, সে মু‘তাযিলী অর্থাৎ 
সত্যানুসারীদের দলবহির্ভূত; যদি সে সুন্নী হবার দাবি করে, তবে এ তার 
দুর্বলতা। 


যে ইন্দ্রিয় পূজা থেকে বেরিয়ে এল সে সুন্নী ; জ্ঞানী ব্যক্তিরা কেবল তাদের 

বুদ্ধির ওপরই দাড়িয়ে থাকে ।১ 

তিনি স্থানে স্থানে এটা প্রমাণ করতে চেষ্টা করেছেন যে, এসব বাহ্যেন্িয় 
ছাড়াও মানুষকে কিছু প্রচ্ছন্ন ইন্দ্রিয় দান করা হয়েছে। আর এই প্রচ্ছন্ন ইন্দ্রিয় 
বাহ্যেনত্িয়ের তুলনায় অনেক বেশী বিস্তৃত ও গভীর । মওলানা বলেন : 


UME পি ০১ ৮০০০৯ of + ০০ (ই হা ০৯০০ লী তর 
১০৮ S03 ০০৯ UD ০ ০৭৯ ক ০৪] ৮৫০০ ০৯ (538 SD 
১০৪ ০৮৮ শত 0 ও ০০৮ + ১১৪৯ এত Clb ০৪ এ ৮ 
এ পাঁচটি ইন্দ্রিয় (চক্ষু, কর্ণ, নাসিকা, জিহবা ও তৃক) ছাড়াও আরও পাঁচটি 
ইন্দ্রিয় রয়েছে, যেগুলো স্বর্ণের ন্যায় লাল আর এই বাহ্যেন্নিয় তামার মতই 
(মূল্যহীন) । 
জনসমাবেশে পরিপূর্ণ এই বাজারে তামার ন্যায় মূল্যহীন ইন্দ্রিয়কে স্বর্ণের 
ন্যায় মূল্যবান ইন্দ্রিয়ের বিনিময়ে ক্রয় করবে? 
শরীরের ইন্দিয়াভূতির খোরাক হ’ল অন্ধকার; আর হৃদয়ের মাঝে যে অনুভূতি 
বিরাজমান তার খোরাক সূর্য-কিরণ।২ 
তার মতে কোন বস্তু অস্বীকার কিংবা প্রত্যাখ্যানের জন্য এতটুকু প্রমাণ যথেষ্ট 
নয় যে, তা দেখা যায় না কিংবা তা ইন্দ্রিয় অনুভূতি অথবা উপলব্ধিতে ধরা পড়ে 
না। তীর মতে বাতেন (প্রচ্ছন্ন বস্তু কিংবা বিষয়) জাহির (বাহ্যিক কিংবা দৃশ্যমান 
কন্তু বা বিষয়)-এর পেছনে লুক্কায়িত এবং ঠিক সেইভাবে যেভাবে ওষধের 


১ মহনবী-১০১ পৃ) 
২. মছনবী-১০১ পৃ.। 


মাওলানা জালালুদ্দীন রূমী €র) ৩৭৯ 


অন্তরালে উপকারিতা ও কল্যাণ লুকিয়ে থাকে । যারা এই অদেখা বা প্রচ্ছন্ন বস্তু 
অস্বীকার করে তাদের সম্পর্কে তিনি বলেন : 
০০৮০ 9৮০৬ ০০৪৬০ uf + Cl nll br PS MELAS ES 
cis 0155 Sl EY এ + এছ 335 2০১ ০৯ ৪৩ 
(অদৃশ্য বস্তুর) অস্বীকারকারীদের যুক্তি হ'ল, “আমি এই দৃশ্যমান বস্তুজগত 
ছাড়া আর কোন জগতই দেখছি না।” 
তারা এটা চিন্তা করে দেখে না যে, প্রতিটি দৃশ্যমান বস্তু একটি প্রচ্ছন্ন 
মৌলিক সত্যের হিকমত থেকেই প্রকাশ পেয়েছে । 
প্রতিটি দৃশ্যমান বস্তুর কল্যাণ ও উপকারিতা তো একটি প্রচ্ছন্ন বিষয়; যেমন 
উধধ দৃশ্যমান বস্তু, কিন্তু তার অন্তর্বত উপকারিতা প্রচ্ছন্ন ।* 
তার বক্তব্য এই যে, অন্বীকারকারীরা নিজেদের এই বাহ্যদর্শিতা ও সংকীর্ণ 
দৃষ্টিভঙ্গীজনিত অভ্যাসের কারণে এসব বাতেনী হাকীকতের দর্শন থেকে বঞ্চিত 
এবং আসল লক্ষ্য ও উদ্দেশ্য হতে মাহরূম ৷ 
১ ০০ 902) 4৫ 95১ এ+ ০১০৮ ০৪ HU A এও 
০১৮১০৪০ 33 Mb ০598 আও 4S + ok BAAS Cpe ইউ 
বেওকুফেরা যখন কেবল প্রকাশ্য ও দৃশ্যমান বস্তুকে গ্রহণ করল তখন 
সুক্মাতিসূক্্ম বিষয়বতুর হাকীকত তাদের দৃষ্টির অন্তরালে চলে গেল। 
এজন্যেই অসহায় এসব লোক উদ্দেশ্য ও লক্ষ্যভ্রষ্ট হ'ল; একটি কাল্পনিক ও 
কৃত্রিম বস্তুর জন্য তাদের হাকীকত তথা মূল সত্যই হারিয়ে গেল।২ 
পঞ্চেন্দিয় থেকে অগ্রসর হয়ে তিনি যুক্তি ও জ্ঞান-বুদ্ধির ওপর সমালোচনার 
ছুরি চালিয়েছেন এই বলে যে, ‘আলম-ই-গায়ব বা অদৃশ্য জগতের হাকীকত ও 
আৰিয়া “আলায়হিমু'স-সালামের ‘ইল্ম ও মা'রিফতের ব্যাপারে যুক্তি ও জ্ঞান-বুদ্ধি 
সংকীর্ণ ও সীমাবদ্ধ ৷ তার নিকট অনুমানের কোন ভিত্তি নেই, এ জগতের কোন 
অভিজ্ঞতাও তার নেই। যে সমুদ্রের লবণাক্ত পানির অধিবাসী সে সুপেয় মিষ্টি 
পানির স্বাদ কি করে বুঝবে? 
Se cd ০১৩ tg lS Al 
1585 Urs LS sb ary 
২. এ, ৪২২পৃ.। 


৩৮০ সংগ্রামী সাধকদের ইতিহাস 


ওহে! লবণাক্ত ঝর্ণার মাঝে তোমার অধিবাস, জীহুন ও ফোরাতের মত সুপেয় 
নদীর পানির স্বাদ তুমি কী করে বুঝাবেঃ১ 

তিনি সেই যুক্তি ও জ্ঞান-বুদ্ধিকে যা পঞ্চ ইন্দ্রিয়ের সূচনাপর্বের অধীন, 
আংশিক জ্ঞান নামে স্মরণ করে থাকেন। তীর মতে জল্পনা-কল্পনা ও সংশয় তার 
পরিণাম এবং অন্ধকার জগত তার স্বদেশতৃমি। এই আংশিক জ্ঞানের চেয়ে 
পাগলামিও ভাল। - 

035 ২৫৫ ৩৩1৯৫১০১৬৬৯ ০০ ০৯৬ ০০ 5 ০৩ ১৯ fr 
আংশিক জ্ঞানের বিপদ হ'ল অনুমান ও ধারণা ; কেননা অন্ধকারের মাঝেই 
তার অধিবাস।২ 
আংশিক বুদ্ধি বুদ্ধিকেই দুর্নামের ভাগী করেছে ; দুনিয়ার মতলব মানুষকে 
ব্যর্থতার শিকারে পরিণত করেছে ।৩ 
এই জ্ঞান ও বুদ্ধি থেকে অমনোযোগী হওয়াই ভাল ; এর চেয়ে বরং পাগলামি 
আরও ভাল-অর্থাৎ এরূপ জ্ঞান-বুদ্ধি অপেক্ষা অজ্ঞানতার মাঝে বাস করাও 
ভাল।৪ 
তিনি বলেন ৪ আমি স্বয়ং এই দূরদর্শী জ্ঞান-বুদ্ধির অভিজ্ঞতা লাভ করেছি, 

অতঃপর আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি। 
154501১০১০০ ১২০৭ ঢা 
1১ ০৯২৪৯ pil 451৯৫5০01০০ 
এই দূরদর্শী বিদ্যা-বুদ্ধিকে আমি পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছি এবং এই 
অভিজ্ঞতা লাভের পরই আমি নিজেকে পাগল বানিয়েছি।৫ 
অতঃপর মওলানা সোজা, সরল ও সহজবোধ্য ভাষায় বলেন, যদি ‘আকল 
(জ্ঞান ও যুক্তি-বুদ্ধি) দীনের হাকীকত ও মা'রিফত বুঝবার জন্য যথেষ্ট হত তাহলে 
তার্কিক, দার্শনিক, পণ্ডিত ও মুতাকাল্পিমগণই সবচেয়ে বেশী আন্লাহ্‌ওয়ালা 
(আরিফ) এবং ধর্মের সূক্ম রহস্য সম্পর্কে ওয়াকিফহাল হতেন। | 
at 0৫ 89১০৯ 31০৪ 0950] 
at 0259151১০31) ১৯ 


মাওলানা জালালুদ্দীন রূমী রে) ৩৮১ 


এই তর্কালোচনায় যদি ‘আকল দ্বারা কাজ হ'ত তাহলে ফখরুদ্দীন রাধীই 
ধর্মের গুপ্ত রহস্য সম্পর্কে অধিক জ্ঞানী হতেন ।৯ 

তাঁর মতে ভাপা ভাসা বাহ্যিক জ্ঞান (দর্শন) “ইলমে হাকীকীর পক্ষে অন্তরায় 
এবং আধ্যাত্মিক পথের পথিকের (সালিক) মানসিক অস্থিরতার জন্য দায়ী। 
অতএব, নিশ্চিত জ্ঞান হেয়াকীন), স্থির বিশ্বাস ও আল্লাহ্‌র পরিচয় লাভ করতে 
হলে বাহ্যিক জ্ঞানকে বিকশিত করার পরিবর্তে হাস, এমন কি এর থেকে পরিত্রাণ 
লাভ করতে হবে । তিনি বলেন : 

018 358 ১০ ১ এপি ০০০ উই YUL CS BS BH 
যদি তুমি চাও যে, তোমাদের দুর্ভাগ্যের পাল্লা হান্কা হোক, তাহলে তুমি চেষ্টা 
কর যাতে তোমার মধ্যে দর্শন-চিন্তা কম হয়। 
বাহ্যিক বিজ্ঞান, প্রকৃতি ও কষ্ট-কল্পনা থেকে যা আসে তা আল্লাহর 
(রহমতের) ফয়েষশূন্য হয়৷ 
পার্থিব ও জাগতিক জ্ঞান তোমার মাঝে নানারূপ জল্পনা-কল্পনা ও সন্দেহ- 
সংশয়ের সৃষ্টি করে আর দীনের জ্ঞান তোমাকে আসমানের ওপর আল্লাহ্‌র 
সান্নিধ্যে নিয়ে যায়। ২ 
তাঁর ধারণায় যুক্তি-প্রমাণ যে কোন ঘটনার বিন্যাস এবং তা থেকে ফলাফল 

বের করবার এক কৃত্রিম পন্থা বটে এবং এ থেকে সীমাবদ্ধ ফল পাওয়াও যেতে 
পারে । তবে এর দ্বারা দীনের হাকীকত প্রমাণ করা এতই কঠিন যত কঠিন কাষ্ঠ 
নির্মিত পায়ের সাহায্য ইচ্ছে মাফিক যত্রযত্র চলাফেরা করা ও দূর দেশে ভ্রমণ 
করা। তার এই উদাহরণ প্রবাদ বাক্যে পরিণত হয়েছে এবং তা লোকের মুখে 
মুখে ফিরছে যে £ 

১৪৫০ 2 এল URE ডি + ১ ET GY wl 2৮ 
যুক্তিবাদীদের পদযুগল কাষ্ঠনির্সিত; এগুলো শক্ত হয় বটে, তবে কোথাও ঠিক 
হয়ে বসে নাও 
তাঁর মতে ‘ইলমে কালাম ও সুতাকাল্লিমসুলভ বাহাছ-মুবাহাছা ও যুক্তি-প্রমাণ 

দ্বারা বিশ্বাসের দৃঢ়তা ও ঈমানের মিষ্টতা পাওয়া যায় না। কেননা মুতাকাল্লিম অন্ধ 
আনুগত্যের বশে কেবল তার পূর্বসুরিদের দলীল প্রমাণের উদ্ধৃতি দেন এবং তা 
চর্বিত চর্বণ করেন । ফলে তার আত্মা প্রকৃত জ্ঞান ও ইয়াকীনী অবস্থা থেকে বঞ্চিত 
থাকে। 


১. মছনবী, ৪৮৯ পৃ. । ৩. এ, ৫৫ পৃ.। 
২. এঁ, ১৭১ পৃ.। 


৩৮২ সংগ্রামী সাধকদের ইতিহাস 


০৬৮ ১25১0 OU 2 + oles ০৪ ০১ ৬০ is of 
০১১ SA ১৪ SLIM + 3 by ১০৩ aS SUT 
অন্যের অন্ধ আনুগত্যকারী তার আনুগত্যের সমর্থনে শত কিসিমের যুক্তি- 
প্রমাণ ও বিবৃতি পেশ করে, তবে তাতে প্রাণ (রূহ) থাকে না। যখন স্বয়ং 
কথকের মধ্যেই প্রাণ-স্পন্দন নেই, নেই কোন মাহাত্ম্য, তখন তার কথা কেমন 
করে পত্র-পুষ্পে পল্পবিত ও ফলবতী হবে ।১ 
ংশিক জ্ঞানের পরিবর্তে যা পঞ্চেন্ত্িয়ন্ধ-তভিনি সেই ঈমানী জ্ঞানের 
পক্ষপাতী যা স্বয়ং জ্ঞান ও বুদ্ধিকেই পথ দেখায় ও তার আলোকবর্তিকাস্বরূপ কাজ 
করে । এ প্রকারের জ্ঞানকে জ্ঞান-বুদ্ধির জ্ঞান বলতে পারেন। এ জ্ঞান সে সমস্ত 
লোকের উত্তরাধিকার যারা ঈমানী নুর ও ইয়াকীনী সম্পদ দ্বারা ধন্য ৷ 
এ এপ ৪৪ ০০ ০১৮৫৪ + ৮৮৭৪ ৭ত ০২১০০ xy 
দার্শনিক বোধগম্য বস্তুনিচয়ে মধ্যেই বন্দী; আর পরিপূর্ণ জ্ঞানের অধিকারী 
ঈমানী নূরে আলোকিত । ২ 
আংশিক জ্ঞানের কারণেই মানবতার ইতিহাস কালিমাময়; আর পরিপূর্ণ যে 
জ্ঞান তা দ্বারা পূর্ব দিগন্ত আলোক-উদ্ভাসিত হয়ে ওঠে । 
মওলানা বশীর ভাষায় : 
90০3 2 321১3 8০ Mio + lw SG AS ০০৪০ 435 
Sl bh ols ৭১০ ০৯১৩ ০৪ + Cal 90 এও ৯৬০ 5 
এই আংশিক জ্ঞান-বুদ্ধি দফতরের পর দফতর মসীলিপ্ত করে তোলে ; আর 
প্রকৃত জ্ঞান চন্্রালোকিত করে তোলে আসমানের প্রান্তদেশ। 
এই জ্ঞান কৃষ্ণতা ও শুত্রতা থেকে মুক্ত; এর চন্দ্র কিরণ উদিত হয় হৃদয়ের 
প্রাণে ।৩ 
ঈমানী জ্ঞান শহররক্ষীর ন্যায়। আংশিক জ্ঞান ভয়, সন্ত্রাস ও জাগতিক 
সংশয়ের কারণে আর ঈমানী জ্ঞান তৃত্তি, প্রশান্তি ও কামনা-বাসনার রক্ষক। 
cal 5 পি তিলে ০৬০ + Sul 4১৮০ amit sl Mic 
22 0140 2১ 0 han) 85 + ১৪ 0৮1৮৮ ১০১১ ০5 
ঈমানী জ্ঞান ন্যায়পরায়ণ কোতোয়ালের ন্যায়, হৃদয়রূপী শহরের সে রক্ষক ও 
শাসক। 


১. মছনবী, ৪৪৯ পৃ. । ৩, এ, ২৪৬ পৃ. । 
২. এ, ২৪৬ পৃ. । 


মাওলানা জালালুদ্দীন রূমী রে) ৩৮৩ 
বন্দী থাকে।১ 
মাওলানার মতে পঞ্চ ইন্দ্রিয়ের ওপর যেরূপ জ্ঞানের অধিকার রয়েছে তেমনি 
জ্ঞানের ওপরও আত্মার প্রাধান্য ও প্রশাসনিক ক্ষমতা রয়েছে। রূহ (আত্মা) একটি 
মাত্র ইঙ্গিতে জ্ঞান ও বুদ্ধির ((আকল) শত শত গ্রন্থি উন্মোচন করতে পারে এবং 
চোখের পলকে তার যে কোন সমস্যার সমাধান করতে পারে । 
0124 7৯ ০৪৬ 09 rl 085 + ODS এ ২৬৮5 ভন ০ 
৯১0০ Bl amt BUDS + ১৮ Gb 0৬1১ 085 এ ০৩ 
লোক সকল! জেনে রেখ, বাহ্যিক অনুভূতি জ্ঞানের নিকট বন্দী আর জ্ঞান 
বন্দী রূহ (আত্ম)-এর নিকট। 
জ্ঞানের বদ্ধ হাতকে জীবন খুলে দিয়েছে অর্থাৎ জীবন জ্ঞানের বন্দী জীবনের 
অবসান ঘটিয়েছে এবং যাবতীয় সমস্যার সমাধান করে দিয়েছে। ২ 
দার্শনিক নিম্নতম বোধগম্য বন্তুনিচয় ও প্রাথমিক তথ্যাদির মনযিল থেকে খুব 
বি রর পারন জন বাহ গাছে বারের 
|| 
052 426 ও 32৬১ 31 022 + 033558585০0 ০2৪৫ sili 
দার্শনিক খুবই নিম্ন মানের বোধগম্য বস্তুর কথা বলে; তার জ্ঞান এখনও 
দহ লিজের বাইরে পা-ই রাখে নি।৩ 
দার্শনিক স্বয়ং তারই বুদ্ধি-জ্ঞান ও চিন্তার শিকার হয়েছে। সে এমন এক 
ূর্ভাগা মুসাফির যে তার পৃষ্ঠদেশ মনধিলের দিকে আর গতিমুখ প্রান্তর পানে। 
সেজন্য যে যত দ্রুত পদক্ষেপে অগ্রসর হয় সে ততই মনধিলে মকসুদ থেকে দূরে 
দরে যায়। 
০০ Sl OS Ayn LS 34 5 + আবি 484201015১৮ ০৮৪ 
১৬৪ 5 | dS ১1৮ 51+ 333 ০৮০ 93551 এ ০124 ৭৪ ৪ 
“দার্শনিক দুনিয়ার যাবতীয় জ্ঞান-বিজ্ঞান সম্পর্কে ওয়াকিফহাল, বিস্তৃত দৃষ্টির 
অধিকারী, শত রকমের জিনিস সম্পর্কে অবহিত। 
কিন্তু দুর্ভাগ্য, সে তার আত্মপরিচয়ের ক্ষেত্রেই অপরিচিতির বেড়াজালে 
মাবদ্ধ, অথচ সবচেয়ে বড় জ্ঞানই হ'ল আত্মপরিচয় লাভ ।”8 


ঠ .। ৪. এ, ৫8৪ পৃ. 
ই রঃ 
১ এ, ৮২পৃ.। 


৩৮৪ সংগ্রামী সাধকদের ইতিহাস 


রূমীর ভাষায় : 
791৮ ০1 0৭ Sb ১৪৯ ৩৬ + pyle Sl ১1১ ০-০ 01)175 Ao 

AP UF ১১৯ Pr 903১ + AAT ০১ ৩৮০৮৪ Sl 

০০৪০৯) SS D ১৪৯ Cas + Cit S ০৮0১ ও এড ০১ এছ 
02১1 IOS 0০ sl 45 + nl ওল ওহ] ods alas ৩৬ 
দার্শনিক জ্ঞান-বিজ্ঞান ও দর্শনের ক্ষেত্রে শতবিধ ফযীলত ও কামালিয়তের 
অধিকারী, কিন্তু এই জালেম তার নিজের সম্পর্কেই বে-খবর । 
সে সব ধরনের মুল্যবান মণি-সুক্তার বৈশিষ্ট্য ও গুণাগুণ সম্পর্কে অবহিত; 
কিন্তু নিজের সম্পদের বৈশিষ্ট্যের বর্ণনায় গাধার মত আহাম্মক । 
তুমি সব ধরনের ধন-সম্পদ সম্পর্কেই জান কোন্টার কি মূল্য ; অথচ কী 
বিস্ময়কর মূর্খ যে, তুমি তোমার নিজের মুল্য জানা না? 
সমস্ত জ্ঞান-বিজ্ঞানের মূল (রূহ) এটাই যে, তুমি নিজের সম্পর্কে জেনে নেবে 
যে, কাল কিয়ামতের দিন তোমার অবস্থান কোথায় ।১ 
মওলানা রূমী তীর যুগের জ্ঞানী-গুণী ও মুতাকাল্লিমদের গ্রীক জ্ঞান-বিজ্ঞান ও 
দর্শন ছেড়ে ঈমানী জ্ঞান-বিজ্ঞানের দিকে মুখ ফেরাবার দা“ওয়াত জানান খা প্রকৃত 
‘ইল্ম (জ্ঞান) ও হিকমত (বিজ্ঞান ও দর্শন)। 

০1৯৭১ ll তি + 95১৪৮ পি jl এক এক 
গ্রীক দর্শন থেকে আর কত নেবে; ঈমানী বিজ্ঞান সম্পর্কেও একটু পড়াশোনা 
কর।২ 
মওলানা বলেন, তাযকিয়া-ই-নফ্স তথা আত্মিক পরিশুদ্ধির মাধ্যমে সঠিক ও 

যথার্থ আত্মপরিচয় লাভ ঘটে ৷ হৃদয়-পাতা যত পরিচ্ছন্ন হবে, হিকমতে ঈমানীর 
চিত্রও ততটা আলোকোজ্জ্বল হবে। ঠিক সেই মুহুর্তে কোন প্রকার কিতাবাদি ও 
উস্তাদ ছাড়াই আছিয়া “আলায়হিমু'স-সালামের “ইল্ম ও মা'রিফত হাসিল হবে 
এবং জ্ঞান-বিজ্ঞান ও দর্শনের উৎস খুলে যাবে। 
তার ভাষায় : 
১৯ ০৮০১ এড 1১ এ এড + ১৬৯ ০১৮০০] ৩5 silol) Sia 

Esl a3 ১৩০০9 28S s+ ৮179৮০০১১০০ এজ 
উত্তম চরিত্র ও গুণাবলী দ্বারা স্বীয় অভ্যন্তর ভাগ সাফ-সুতরো কর যাতে করে 

তুমি তোমার পবিত্র ও পরিচ্ছন্ন সত্তাকে দেখতে পাও । 


১. মছনবী, ৪৪৯ পৃ. । 
২. এ, ৮৬ । 


মাওলানা জালালুদ্দীন রূমী রে) ৩৮৫ 


হৃদরাভ্যন্তরেই তুমি আম্বিয়া ‘আলায়হিমু’স-সালামের “ইল্ম দেখতে পাবে; 
কোন প্রকার কিতাব অথবা মুখস্থকারী কিংবা উ্তাদের সাহায্য ব্যতিরেকে 
আপনা থেকেই তোমার ভেতর জ্ঞানের আলোক বিকিরণ শুরু হবে, তোমার 
অভ্যত্তরভাগ হবে অসামান্য আলোকোজ্জ্বল ।১ 
অন্যত্র বলেন : 

5০ Sil 955 লে AD + IU lo ১৪ ০০৯ dS wane 

[১৬ ১ ably 24১5) ৪5 + ০১০০১০৫০৫45 099) 

হৃদর়-দর্পণ যখন স্বচ্ছ, শুভ্র ও পবিত্র হবে তখন তাতে মৃত্তিকা ও পানি- 


বহির্ভূত অপর কিছুর চিত্র প্রতিভাত হবে । 

হৃদয়-দুয়ার যদি উন্মুক্ত ও পরিচ্ছন্ন থাকে তাহলে কোনরূপ বাধা-প্রতিবন্ধকতা 
ছাড়াই তাতে খোদায়ী নূর গিয়ে পৌছুবে। 
ইশৃক-এর দা'ওয়াত 


সপ্তম শতাব্দীতে “ইলমে কালাম ও বুদ্ধিবৃত্তির যে শীতল বায়ু মুসলিম 
জাহানের পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত প্রবাহিত হয়েছিল, তাতে হৃদয়ের অঙ্গার-ধানী 
উত্তাপবিহীন ঠাণ্ডা পাত্রে পরিণত হয়ে গিয়েছিল । কোথাও এক-আধটু অগ্নিস্মুলিঙ্ 
থেকে থাকলেও তা ছাই-গাদায় চাপা পড়ে গিয়েছিল । মুসলিম বিশ্বের এক প্রান্ত 
থেকে অপর প্রান্ত পর্যন্ত বিমর্ষচিত্ততা ছেয়ে গিয়েছিল এবং কথক ঘোষণা দিচ্ছিল : 
০৪১৯১ IE পেন ০৮০ + CP ১৯৭০ S |S 4০ G62 
প্রেমের আগুন নিভে গেছে, চতুর্দিক অন্ধকার। কোথাও মুসলমান নেই, শুধু 
মাটির ভূপ (দেখছি) । 
এরূপ শীতল ও ঘুমন্ত পরিবেশে মওলানা প্রেমের (ইশৃক-এর) ডাক দিলেন 
এবং এত জোরে দিলেন যে, সে ডাকে মুসলিম জাহানের মরা দেহে বিদ্যুত 
প্রবাহের সৃষ্টি হ'ল। 
মওলানা খোলাখুলিভাবে প্রেমের দাওয়াত জানান এবং মুহববতের 
অলৌকিকত্ ও ‘ইশ্ক-এর বিস্ময়কর চমৎকারিত্ব বর্ণনা করেন : 
২9 sf ৩২০৫ BUS ০৮৪ ০০০১০ ১৪৯ ours ডন Sr 31 
প্রেমের কারণে তিক্ত ও বিস্বাদ বস্তুও সুখাদ্যে পরিণত হয়; আর প্রেমের 
দ্বারাই তামা স্বর্ণে পরিণত হয় 
সম্ঘামী সাধক-(১ম)--২৫ 


৩৮৬ সংগ্রামী সাধকদের ইতিহাস 


প্রেম দ্বারা পাত্রের নীচে জমাট ময়লা পরিক্কার-পরিচ্ছন্ন হয়; প্রেমের দ্বারা 
অনেক ব্যথার নিরাময় ঘটে । ৃ 
প্রেম কারাগারকেও কুসুম কাননে পরিণত করে; আর প্রেমশূন্য কানন 
অন্নিকুণ্ডে পরিণত হয় । 
প্রেমের বদৌলতে পাথরও তেলের মত নরম ও মসৃণ হয়; আর প্রেমহীন 
মোমও লোহায় পরিণত হয়। 
প্রেম রোগীকেও সুস্থতা দান করে; আর প্রেমের কারণে ক্রোধও করুণায় 
পরিণত হয়। 
প্রেমে মৃতও জীবিত হয়ে ওঠে; আর প্রেম বাদশাহকেও গোলামে পরিণত 
করে।১ 
তিনি প্রেমের শক্তি ও অনুগ্রহ বর্ণনা করতে গিয়ে বলেন : 
এ এটিও ওত ০০ 93095 + এ এস 55 SIE. sr 
(০০ ০৬০ ৮১ ০০ ১৪৮ + dle ০1০৪৮ ৩৬ Gc 
“মাটির দেহ প্রেমের বদৌলতে আসমানে আরোহণ করে (মিরাজের ঘটনার 
প্রতি ইঙ্গিত করা হয়েছে); আর প্রেমের কারণে পর্বতও নেচে ওঠে, চেতনা 
পায় [উহুদ পর্বতের প্রতি ইঙ্গিত প্রদান করা হয়েছে যখন এতে আ-হযরত 
(সা) আরোহণের পর আনন্দে তা দুলে উঠেছিল]। 
ওহে “আশিক! প্রেম তুর পর্বতের প্রাণে পরিণত হ'ল; কোহে তুর নূরে 
ইলাহীর তাজাল্লীতে মত্ত হ'ল আর মুসা “আলায়হি'স-সালাম জ্ঞান হারিয়ে 
মুছা গেলেন।২ 
তিনি বলেন : ‘ইশ্ক (প্রেম) সম্মান ও মর্যাদার ক্ষেত্রে অত্যন্ত ঈর্ষাবিত এবং 
আপন সত্তা সম্বন্ধে অত্যন্ত সজাগ ও সচেতন । সে সপ্ত মহাদেশের রাজত্ব 
প্রাপ্তিকেও গ্রাহ্যের মধ্যে আনে না। প্রেমের স্বাদ যে একবার আস্বাদন করেছে সে 
আর কোন কিছুর দিকেই ফিরে তাকায় না : 
AUT SD) 2 উট পলিশ + 55 ০১ PGE SE শপ ple 2 
(প্রেম) অন্তর-মনকে উভয় জগতের প্রতি উদাস ও বিমুখ করে তোলে ; 
প্রেমের স্বাদ এক আশ্চর্য বস্তু ।৩ 
মওলানা রূমীর ভাষায় : 
৪01৯১ 32 ১৪১৪ ০০৩] + (৫ 1) sts le 555 


১. মছনবী-১৩৪ পৃ.। ৩. বাল-ই জিবরীল, ইকবাল মরহুম। 
২. মছনবী-৫ম পৃ-। 


সুদিন ০ 


মাওলানা জালালুদ্দীন রূমী রে) ৩৮৭ 
প্রেম উভয় জগত থেকে উদাসীন;এর ভেতর বাহাত্তরটি উন্যত্ততা লুক্কায়িত।১ 


০৪০০০ 39 4b Obl oly + 53> ngs Sl এছ ০০০ 
এ এ ০০০ EBS ULF এজন + IS Clas 35 Sin ১5 
প্রেমের বিশ্বয় অনেকটা প্রচ্ছন্ন আর অনেকখানি প্রকাশ্য ; এর হা-হুতাশের 
ভেতর প্রাণ-সম্রাটের প্রাণ রয়েছে। 
সর্বোত্তম ধর্ম ব্যতিরেকেও প্রেমের স্বতন্ত্র এক ধর্ম রয়েছে; সম্রাটের 
সিংহাসনও তার নিকট সমতল চত্বরের মত অর্থাৎ প্রেমের নিকট 
রাজসিংহাসনেরও কানাকড়ি মূল্য নেই । ২ 
কোন ব্যক্তি যখন দুঃসাহসী দারিদ্র্য ও ঈর্বাতুর প্রেমের চর্চা ও আলোচনা 
করতে থাকে তখন তার মধ্যে জোশ ও.উন্মত্ততার এক অদ্ভুত অবস্থার অভ্যুদয় 
ঘটে এবং সে আত্মহারা হয়ে বলতে থাকে : 

0093 ০০4০০4৫০1৯৩ Le + ০১৬1১ ০0০ oF (১4০ 
দুনিয়ার হুকুমত দেহপুজারীদের জন্য বৈধ ; কিন্তু আমরা (প্রেমিকরা) তো 
এক চিরন্তন প্রেমের রাজ্যের গোলাম যার ক্ষয় নেই, নেই লয় ।৩ 
মওলানা বলেন যে, ইশৃক (প্রেম) এমন এক রোগ যার হাত থেকে রোগী 

কখনো আরোগ্য কামনা করে না, বরং সে চায় এ রোগ তার মধ্যে দিনে দিনে 
আরও বৃদ্ধি পাক। 

এ ৩১০১৩ Ar 95581 90 Tt 02155৯৩91১১ এ 

সত অত ০৯৪৯ ০৮০ তেই) + লা PRS পি 027 FYE 
রোগ-ব্যাধিগ্রস্ত সব লোকই রোগ নিরাময়ের পন্থা অনুসন্ধানে ব্যাপৃত থাকে; 
(অথচ কি মজার ব্যাপার) প্রেম রোগে রোগাক্রান্ত ব্যক্তি চায় তার এ রোগ ও 
দুঃখ-বেদনা আরও বৃদ্ধি পাক। 
এই বিষের চেয়ে উৎকৃষ্ট পানীয় আমি আর দেখিনি; আর এ রোগের চেয়ে 
অধিক আরামও আমি আর পাইনি 1৪ 
কিন্তু এ এমন এক রোগ, যা কাউকে একবার ধরলে অন্য কোন রোগই তাকে 

আর ধরে না। 
মওলানার ভাষায় : 4 
rm Sl lg ও ০৮৮০ 95 + pS Gl ১৬৯০ ০ ০০১৬ 21 


১. মছনবী, ২৪৭ পৃ.। ৩. এ, ৫৯১ পৃ. ॥ 
২. ওঁ, ২৪৭ পৃ. 8. এ, ৫৯৫ পৃ. 


৩৮৮ সংগামী সাধকদের ইতিহাস 


তার কথা এমন, যা তোমাকে অন্য সব কথা থেকে রেহাই দেবে ; এ রোগ 
এমন যা তোমাকে অন্য সব রোগ থেকে মুক্তি দেবে ।৯ 
প্রেম রোগ এমন যার ওপর লক্ষ স্বাস্থ্য কুরবান; এমন রোগ যার ওপর 
হাযারো আরাম-আয়েশ উৎ্সর্গীকৃত । 
El ০০1১৯ ০০০৬ ০8208) + ৩০০ Ce ৩৩ ৯৪1০ ০ 

“ইশৃক-এর মকাম সুস্থতার প্রাণ, তার ব্যথা প্রতিটি আরামের উৎসস্থল ।২ 
এই পবিত্র (এশী) প্রেম যদি গোনাহ হয় তাহলে শত ইবাদত আনুগত্যও 
তার মুকাবিলায় নিশ্্ুভ। 

৮০1১ 025 আকাশ + 2০৬ MS Fn 3 92) 
প্রেমের একটি মুহূর্তে যে (আধ্যাত্মিক) উন্নতি লাভ ঘটে, শত শত বছরের 
কঠোর রিয়াষত ও মুজাহাদায় তা সম্ভব হয় না!৩ 
প্রেমের পথে যে রক্ত প্রবাহিত হয় তা যে কোন পানির চেয়ে কম পবিত্র নয়। 

প্রেমের রাস্তায় চলতে গিয়ে যে শহীদ হয়েছে আমাদের দেয়া ওযু গোসলের তাঁর 
কোন প্রয়োজন নেই 18 

মওলানার ভাবায় : 

Sly 491৩7 এত 3 ৬৬৮ ০21৯ জপ ৪ 019 01 আছি ৩০ 
শহীদের খুন পানির চেয়ে উত্তম; প্রেমের ভুল-ত্রুটি শত বিশুদ্ধতার চেয়ে 
উৎকৃষ্ট 1৫ 
প্ৰজ্বলিত হৃদয় ও দগ্ধ অন্তরের ‘আশিকের ওপর সাধারণ গণ-মানুষের জন্য 

প্রণীত আইন কার্যকরী হয় না। যে গ্রাম বিরান হয়ে গেছে তার আবার খাজনা 
কিসের? 

মওলানার ভাবায় : 

cs ০৪০৩ CF |) 0155 ৯৯০৮ ০০ ০০০ ০৭৪ ০৯1) ০৪৪৬ 

“আশিক-এর প্রতিটি শ্বাস-প্রশ্থাসের ভেতর রয়েছে শত যিন্দেগী; বিরান 
গ্রামের ওপর খাজনা কিংবা ওশর নেই অর্থাৎ সর্বসাধারণের জন্য প্রণীত 
বিধি-বিধান প্রেমিকের বেলায় প্রযোজ্য নয় ।৬ 


মাওলানা জালালুদ্দীন রূমী (র) .. ৩৮৯ 
‘ইশৃক আদম ('আ)-এর পরিত্যক্ত সম্পত্তি অর্থাৎ মীরাছ; আর চালাকি ও 
র ইবলীসের পুঁজি। 


রুমীর ভাষায় : 
Sal sl 335০৩ লহ BS 25+ Sl poms এস এ 5 এ ১ 
যে ব্যক্তি ভাগ্যবান ও রহস্যভেদী, সে জানে, চালাকি হ'ল ইবলীসের কাজ 
আর ‘ইশ্ক প্রেম) হ'ল আদমের পরিত্যক্ত সম্পক্তি ।১ 
চালাক-চতুরের দক্ষিণ হস্ত হ'ল তার বাহুদ্বয়। এর ওপরই তার সকল 
নির্ভরতা । আর প্রেমিক তার বাহুর ওপর নির্ভর করে না, বরং কোন বৃহত্তম শক্তির 
জীচলতলে সে আশ্রয় খৌজে। সে নিজেকে বিলিয়ে দেয় কিংবা সমর্পণ করে 
কারো কাছে। চালাকি ও চাতুর্য সীতারুর সাতার-কৌশল আর ‘ইশ্ক হ'ল নূহ 
(‘আ)-এর কিশতী । 
০৬৩৮৪ sl এন 355 ০৯০ + ১৬৭০১ নল পতন SS 23 
০০১৬ chil ১৪ এ ৩ + ৬1৯ পা এ রড UGE উকিল 
চালাকি চাতুরি সমুদ্রে সন্তরণতুল্য; যাহিদ (আশিক)-এর পরিণাম পানিতে 
ডুবে মৃত্যু নর। 
"ইশ্ক হ'ল আল্লাহ্র বিশিষ্ট বান্দার জন্য নৌকা; আর নৌকার বিপন্ন হবার 
আশংকা কম এবং উদ্ধার পাবার আশা বেশী ।২ 
জ্ঞান-বুদ্ধির সতর্কতাকে প্রেমের হয়রানির মধ্যে কুরবানী দেওয়াই সমীচীন। 
কেননা এই সতর্কতা কেবল ধারণা ও অনুমানমাত্র। আর এই হয়রানির মাধ্যমে 
প্রেমাম্পদের মুশাহাদা ও পরিচিতি লাভ সম্ভব । 
০8০ 1৯ 5 পট তি) + J GATS SIH গে) 
চালাকি ও চাতুর্য বিক্রি করে ফেল এবং প্রেমের) হয়রানি খরিদ কর; চালাকি 
ও সাবধানতা অনুমান ছাড়া কিছু নয়, প্রেমের হয়রানি মুশাহাদার নামান্তর অর্থাৎ 
হয়।৩ 
মওলানা 'ইশৃক-এর সবক দিতে গিয়ে বলেন ৪ “মাহবুব' (ধেমাম্পদ) হওয়া 
সবার পক্ষে সম্ভব না হলেও ‘আশিক’ (প্রেমিক) হওয়া কিন্তু সম্ভব । আল্লাহ যদি 
তোমাকে মাহবুব না বানিয়ে থাকেন তবে তুমি ‘আশিক হয়ে জীবনের স্বাদ ও 
আনন্দ হাসিল কর । 


১. মুছনবী। ৩. এ, ৪৯ পৃ.। 
২. এ, ৩৩৪ পৃ. । 


৩৯০ সংঘামী সাধকদের ইতিহাস 


fly sly Sl ঠা এদেশ + ০৪০ ৮৪৪০ 5 সি সই S35 
১১০ 53 arm sh sh or + ly ১৬১ gms ০৮৯ কি 
তুমি যদি যুসুফ হতে না পার তাহলে কমপক্ষে ইয়াকুব তো হও; তার 
(ইয়া'কুবের) মত রোদন ও ফরিয়াদে লেগে থাকে । 
তুমি যখন শিরীন নও, নিদেনপক্ষে ফরহাদ তো হও; তুমি যখন লায়লা নও, 
তখন বাহ্যিক বেশ-ভূষায় মজনু তো হও।১ 
তিনি আরও এক কদম এগিয়ে গিয়ে বলছেন : ‘আশিক হবার মাঝে যে স্বাদ, 
মজা ও উন্নতির সম্ভাবনা রয়েছে তা মাহবুব হবার মাঝে কোথায়? যদি পৃথিবীর 
প্রেমাম্পদরা এই স্থায়ী ও চিরন্তন সম্পদের সন্ধান পেত তাহলে প্রেমাম্পদের 
কাতার ছেড়ে তারা “আশিকদের কাতারে ণিষে শামিল হ’ত। 
৪905 55 45 032 LE 2 + silo 055 ০৯৫০০ SS এ 
মাশুক হবার চিন্তা ছাড়, 'আশিকের পথ ধর; ওহে এ ব্যক্তি যে নিজেকে খুব 
ভাল ও সর্ববিষয়ে যোগ্য মনে করে, আমি তাকেই একথা বলছি।২ 
“ইশক-এর মত জাগ্রত সম্পদ কোন মৃত ও অস্থায়ী প্রেমাম্পদের জন্য শোভা 
পায় না। ‘ইশক স্বয়ং জীবিত; তাই তা একজন জীবিত ও চিরন্তন প্রেমাম্পদের 
জন্যই শোভা পায়। 
2b 2021 ০৩ এসি 0 Gs + SG Aly ২০ এ 
কোন মৃতের ওপর প্রেম স্থায়ী হয় না; যিনি জীবন দানকারী, যিনি চিরন্তন ও 
চিরঞ্জীব, তীর সঙ্গেই প্রেমের সম্পর্ক স্থাপন কর ।৩ 
এতে 0৩ ০1০0০ + Cail 5 3 ৮৪) 3৮ 
14১) 5913০ 91 ১০৪০ + ০৮৪ alas 45 ১25৪ ঢা ০ 
সেই জীবিত সত্তার প্রেম এখতিয়ার কর যিনি চিরন্তন এবং যিনি তোমার জন্য 
জীবন-বর্ধক পানীয় (নাকী) পরিবেশনকারী । 
সেই সম্ভার ‘ইশক এখতিয়ার কর খাঁর প্রেম অবলম্বন করেই সমস্ত নবী-রসূল 
সফলকাম হয়েছেন ।£ 
সৌন্দর্যের এই মহান দরবারে প্রেমের অকৃতকার্ধতার অভিযোগ সমীচীন নয়; 
কেননা সেই আদিকাল থেকেই সৌন্দর্য প্রেমের পূজারী ও বন্ধুত্ব পিয়াসী। 


একা 0৯২৩ ১০ USL + এপ GU ad lly ba এ 


১, মছনবী । ৩. এঁ, ৪৬৮ । 
২. এঁ, ৪৬৬ পৃ.। 8. এ, ১০। 


মাওলানা জালালুদ্দীন রূমী রে) ৩৯১ 


তুমি একথা বলো না যে, সেই বাদশাহর দরবার পর্যন্ত পৌঁছুবার প্রবেশাধিকার 
আমার নেই; কেননা মহৎ প্রাণদের জন্য কোন কাজই কঠিন নয় ।১ 
প্রেম বাহ্যত এক ধরনের রোগ, অন্তরের ভঙ্গুরতা ও দুর্বলতা থেকে যার জন্না। ' 
এই রোগ বড় কালান্তক । কিন্তু মানুষ যদি একে বরদাশত করে নিতে পারে তাহলে 
এর পরিণতিতে আল্লাহ্‌র মারিফত-ই হাকীকী ও চিরন্তন জীবন লাভ ঘটে । 
Js silent ugg Sst পি + dS sD 01 এত ৪৪৬ 
lis 0০1 ON hol 04০ + cali Ale; ile cde 
হৃদয়ের কান্না থেকে প্রেমের প্রকাশ ঘটে; অন্তরের রোগের মত রোগ আর নেই। 
প্রেমিকের রোগ সকল রোগ-ব্যাধি থেকে স্বতন্ত্র; আর “ইশৃক আল্লাহ্‌র গোপন 
রহস্য জানবার হাতিয়ার বিশেষ ।৯ 
প্রেমরোগ সকল রোগের উধধ, সকল প্রকার প্রবৃত্তিজাত ও চারিত্রিক ব্যাধির 
নিরাময়কারী। চিকিৎসক যে সব আধ্যাত্মিক (রূহানী) রোগের চিকিৎসা থেকে 
হাত গুটিয়ে নিয়েছে, যে সব রোগের ক্ষেত্রে কোন ব্যবস্থাপত্রই ফলদায়ক হয় না, 
একমাত্র 'ইশ্ক চোখের পলকে সে সব রোগ নিরাময় করতে পারে। শত বছরের 
রোগী যখন প্রেমের মাধ্যমে আধ্যাত্মিক জটিল রোগ থেকে মুক্তি পায় তখন সে 
আনন্দে আত্মহারা হয়ে আপন মনেই গেয়ে ওঠে : 
bs lyse আট wh al + be lw i 345 al ০১৩ ১৪ 
ও pisos OPI ৬ al + bo ০৪৮৪ ৬৯০ flys al 
খুশীতে থাক, হে ‘ইশক! হে আমাদের উত্তম পেশা, হে আমাদের সকল 
রোগের চিকিৎসক! 
হে আমাদের গর্ব, অহমিকা ও অহংকারের ওঁষধ! তুমি আমাদের জন্য প্লেটো 
ও জালীনুসতুল্য ।৩ 
“ইশক (প্রেম) একটি অগ্নিস্ষুলিঙ্গ । যখন তা উদ্বিত হয় তখন সব আবর্জনা 
পুড়িয়ে ছাই করে দেয়। একমাত্র তার মাহবুব (প্রেমাস্পদ) ছাড়া সে আর কাউকে 
তোয়াজ করে না। এক্ষেত্রে সে বড় বেপরোয়া, বড় আত্মমর্যাদাবোধসম্পন্ন। 
55528 A EH Cul এও 9 34 
পাঠাল এটা এত ও এটা ০০ 
Sl 3৮ ০6 এন ০১৪ os 


১. মৃছনবী, ১০। ৩. এ, ৫ পৃ । 
২, এগ পৃ। 


৩৯২ সংগ্রামী সাধকদের ইতিহাস 


SL বসি Gl এছ 45 ০010) ১5 ১১ 
ES) এ 5b DIY sb 
০০৪০ ১৪৮ SSA Sc al ib ১৩ 
প্রেম (ইশৃক) এমন একটি অগ্নিক্ষুলিঙ্গ, যখন তা জ্বলে ওঠে তখন একমাত্র 
মা‘শুক প্রেমাম্পদ) ছাড়া আর সব কিছুকেই পুড়িয়ে দেয়। 
লা-ইলাহা-র তলোয়ার গায়রুল্নাহ্‌- (আল্লাহবহির্ভত শক্তির) হত্যায় 
নিয়োজিত হয়েছে; এরপর দেখ 'লা'-এর পর আর কি বাকি আছে? 
একমাত্র ‘ইল্লাল্লাহ’-ই-বাকি আছে আর সব কিছুই অন্তহিত হয়েছে। 
খুশী হও, হে শির্ক (অংশীবাদ) খতমকারী 'ইশৃক1১ ৃ 
“ইশৃক'ই-ইলাহী এক অন্তহীন সমুদ্র । এর কাহিনী শেষ হবার নয়। যুগের 
বিস্তৃতি এর মুকাবিলায় সংকীর্ণ, পৃথিবীর বয়স এর কাহিনী বর্ণনার জন্য অপর্যাপ্ত । 
এটা সেই অন্তহীন ও চিরন্তন সৌন্দর্যের কিস্সা, যার না আছে আদি আর না আছে 
অন্ত। অতএব, এ ব্যাপারে চুপ থাকাই ভাল এবং নিজের দুর্বলতা স্বীকার করে 
নেয়াই সমীচীন । 
PRG ০1১১০১৪০০৬০ ০ +11535 সিকি ০৭০1 উর C8 
৩০৭ ১1০৬৩ 45 UT ক am + Coal ০০) এ 855 এন) 
আমি যদি প্রেমের ব্যাখ্যা দিতে যাই তাহলে শত কিয়ামত গুজরে যাবে কিন্তু 
আমার কাহিনী শেষ হবে না। 
এটা এজন্য যে, কিয়ামতের তারিখের একটা সীমা আছে ; কিন্তু যেখানে 
আল্লাহ পাকের বর্ণনা রয়েছে সেখানে সীমা কোথায়? ২ 


অন্তর-রাজ্য 

কিন্তু এই ‘ইশৃক ও প্রেম, যার দাওয়াত মওলানা রূমী অত্যন্ত উৎসাহ- 
উদ্দীপনার সঙ্গে দিয়েছিলেন, তা মনের সচেতনতা ও অন্তরের উষ্ণ উত্তাপ 
ব্যতিরেকে সম্ভব নয়। প্রতিটি যুগের ন্যায় মওলানার যুগেও মানসিক আলস্য ও 
অজ্ঞতা বেড়ে চলেছিল এবং মস্তিষ্কের শ্রেষ্ঠত্বের প্রভাব অন্তরের ওপর গিয়ে 
পড়ছিল । মস্তিষ্ক উজ্জ্বল আর দিল নিস্তেজ ও ঠাণ্ডা হতে চলেছিল । মানুষের জীবনে 
পেটই কেন্দ্রীয় মর্যাদা পেতে চলেছিল, অর্থাৎ মানুষ নিজেকে আহারসর্বস্ব জীব ভিন্ন 
.. যখন আর কিছুই ভাবতে পারছিল না, ঠিক তখনই মওলানা দিলেন শ্রেষ্ঠত্ব ও 


১. মছনবী-৪০৫ পৃ. । 
২. ওঁ, ৪৪২ পৃ. 


মাওলানা জালালুদ্দীন রূমী রে) ৩৯৩ 


বিস্তৃতির প্রতি মনোযোগ দেন এবং এর বিস্ময়কর ক্ষমতা ও বিজয়সমূহ বর্ণনা 
করেন। তিনি বুঝিয়ে দেন যে, মানুষ তার এই মাটির দেহে বসন্তের এক চিরসবুজ 
বাগিচা লালন করছে, যার পার্শ্বদেশে বিরাজ করছে এমন এক বিস্ময়কর জগত 
যার ভেতর দেশের পর দেশ হারিয়ে যাবে। কিন্তু কারো দ্বারা সেখানে লুণ্ঠিত 
হবার আশংকা নেই। 
9015 ০০ ৮৬৬০ পিস টোপ + ০৩১৮ 2214১ ০০০ ১৪০৫ 
SEAS ১১০৬৫ ও Ud + ০০০৩১ PRG PF এ 
লোক সকল! মানুষের দিল্‌ এমন আবাসভূমি যেখানে ভয় নেই, ভীতি নেই; 
এটি একটি নিরাপদ জায়গা ও মযবুত দুর্গ । 
বন্ধুদের উদ্দেশ্য পূরণের জন্য এটি একটি উত্তম বাগিচা; এখানে আছে পানির 
নহর আর আছে বাগানের পর বাগান। 
তিনি বলেন যে, দুনিয়ার বাগান যত সুন্দর ও মনোহরই হোক না কেন, তার 
স্থায়িত্ব কয়েক দিনের মাত্র । কিন্তু অন্তররাজ্যের (প্রেমের) যে বাগান তা চির 
যৌবনা; সেখানে শীত-্রীষ্মহীন চিরবসন্ত বিরাজমান । দেহের বাগান আবাদ 
করতে লেগে যায় বছরের পর বছর এবং মুহূর্তেই তা বিরান হয়ে যায়। কিন্তু 
দিলের বাগান আবাদ করতে সময় লাগে না, অথচ তার সবুজ শ্যামল রূপ ও 
কমনীয়তা চিরস্থায়ী ।১ 
০০০০৮ ০৪৪১ ০৪০ 55 EE + ০০175 এএ ২3০ এ ও ESSAY 
১০৮১৪1৪১১০১ 35 2৫ + ৩৮৩ 325 ০৫১ 55 AAS 
কিতাবী জ্ঞান (পুঁথিগত বিদ্যা ও জ্ঞান) থেকে যে বাগানের উদ্ভব তার আয়ু 
মুহূর্ত মাত্র; যে বাগান “আক্ল জ্ঞোন-বুদ্ধি) থেকে উদ্গত- তাই শ্রেষ্ঠ । 
দেহ থেকে যে বাগান উদ্‌ৃগত তা ধ্বংসশীল; আর অন্তর থেকে যে বাগান 
উদগত তা অত্যন্ত আনন্দের বজু। ২ 
তিনি বলেন, দেহকে যৌবনবতী বানাবার চেষ্টা এক অর্থহীন উদ্যোগ এবং 
সিকান্দার (যু'ল-কারনায়ন) বাদশাহ্র “চশমা-ই-আবে হায়াত”৩ তালাশের ন্যায় 
এক ব্যর্থ অনুসন্ধান. এর পরিবর্তে বরং ‘ইশৃক-এর আবে-হায়াত পান করে হৃদয় 
মনে সজীবতা আনয়নের প্রয়োজন যাতে করে সঠিক অর্থেই আত্মার আনন্দ লাভ 
ঘটে এবং জীবনের প্রতিটি পর্যায়ে শক্তি-সামর্থ্য ও কমনীয়তা অনুভূত হয়। 
১. মছনবী, ১৯৯ পৃ. 


২. এ, ৫৯৬ পৃ. । 
৩. যে ঝর্নার পানি পান করলে চিরঞ্জীব হওয়া যায় বলে কথিত ।-অনুবাদক। 


৩৯৪ সংগ্ৰামী সাধকদের ইতিহাস 


Uli us Slot SEIT lx Alb 5 U ju do 
০৫ 3 ০125 013 SIS + fast ALT ডি ০১ Ab 
হৃদয় খরিদ কর, যাতে করে সর্বদা তরুণ থাকতে পার এবং তোমার চেহারা 
থাকে তাজাল্লী-ই ইলাহীতে লালে লাল। 
দিলের প্রার্থী হও, যাতে আঙ্গুরী শরাবের মত থাক (প্রেমমত্ত), যাতে থাক 
ফুলের মত প্রফুল্ল ও হাস্যমুখর।৯ 
যে দিল্‌ কামনা-বাসনার বিচরণ ক্ষেত্র, যে দিল্‌ প্রেমের স্বাদ-আনন্দ ও নিশ্চিত 
বিশ্বাস ইেয়াকীন) থেকে বঞ্চিত, সে দিলে প্রেমের পুম্পকলি কখনো ফোটে না; সে 
দিল্‌ দিল্‌ নয়, বরং একটি পাষাণ খণ্ড! 
১১১১ 000 355 0195০ + ১2 ০৩ 9১85 ডন SUS এত 
UES Se 1S লি + SiS ৬5 ০১০০১ ০ 
য়াহুদীর দিল্‌ সংকীর্ণ, কৃষ্ণকায় এবং প্রেমময় আল্লাহ্র আনন্দ-আকর্ষণ থেকে 
শূন্য। 
এই দিলে সূর্যের রৌশনীর দীপ্তি নেই; এখান থেকে কোন প্রশস্ত চত্বরের 
রাস্তাও বেরিয়ে আসেনি, এর কোন দ্বারও উনুক্ত নয়।২ 
এ দিল্‌ আপন কাঠামো, আকৃতি-প্রকৃতি ও স্থুলত্রে দিক দিয়ে হৃদয়বানের 
জাগ্রত ও প্রশান্ত দিলের মতই ৷ কিন্তু তির দিক দিয়ে কেবল শব্দগত মিল 
ও শারীরিক সাদৃশ্য ছাড়া উভয়ের মাঝে কোন সম্বন্ধই নেই। স্বচ্ছ ও নির্মল ঝর্ণার 
প্রবাহিত পানিও পানি, আবার কোন আবর্জনাপুর্ণ বদ্ধ জলাশয় কিংবা কর্দমাক্ত 
ডোবার পানিও পানি। কিন্তু এই উভয় পানির গুণগত মানের ক্ষেত্রে বিস্তর ফারাক 
বিদ্যমান ৷ প্রথমোল্লিখিত পানি স্বচ্ছ, সুন্দর ও নির্মল। এর দ্বারা পিপাসার নিবৃত্তি 
ঘটানো যায়, হাত-পাও পরিষ্কার করা যায়। কিন্তু শেষোল্লিখিত পানিতে মাটির 
ভাগ এত বেশি যে, এর দ্বারা পানির কাজ নেওয়া চলে না৷ এক দিল্‌ থেকে 
আরেক দিলের পার্থক্যও অনুরূপ । এক দিল্‌ সাধারণ মানুষের, যা বস্তু-পূজারী, 
লোভী, অনুভূতিশূন্য ও মৃত। আরেকটি দিল্‌ আহ্বিয়া-ই-কিরাম ও আল্লাহর 
ওলীগণের যার বুলন্দীর সন্মুখে আসমানের বুলন্দীও খর্ব, যার বিস্তৃতির সামনে 
গোটা জগতের বিস্তৃতিও সংক্ষিপ্ত । 
Sal তি ৩ ০1521 ০১০1 ০০০০০ Lh 92) ০0১ 1)০ SH ৪০৯০০ 
তুমি বল, আমার কাছেও দিল্‌ আছে; কিন্তু দিল্‌ তো “আরশ-ই-মু“আল্লাহ্‌র 
মত উন্নত হয়, তা কখনো নিম্নমুখী হয় না। 
১, মছনবী-১৫৪ পৃ.। ২. এঁ, ১৭০ পৃ.। 


মাওলানা জালালুদ্দীন রূমী রে) ৩৯৫ 


কাদার ভেতরও পানি আছে, তবে সে পানি তোমার হাতে আসবার নয় অর্থাৎ : 

সে পানি তোমার কোন কাজেই আসবে না। 

কেননা তাতে পানির তুলনায় কাদার ভাগ বেশী; অতএব তুমি তোমার দিল্‌ 

সম্পর্কে এ কথা বলো না যে, এটাও দিল্‌! 

যে দিল্‌ আসমানের চেয়েও উচ্চ ও সমুন্নত, সেই দিল্‌ই ওলী-আবদাল ও 

আধিয়া-ই-কিরামের দিল্‌।১ 

এরপর তিনি সান্ত্বনার সুরে বলছেন, দিল্‌ আর যাই হোক দিল্ই, আর 
আল্লাহ্‌র কাছে কোন দিল্ই মরদূদ বিতাড়িত ও বহিষ্কৃত) নয়। কারণ তিনি 
প্রতিটি দিলেরই খরিদ্দার। উপরন্তু এই ক্রয়ের দ্বারা লাভবান হওয়ার কোন 
উদ্দেশ্যই তার নেই। 

২২৯৮ of ৮ of SAS + SS Jb ES পার 

০০০ ১১০ ০৮ 91 ৮০ এও) + Cm S337 2০ Sl Et 

যে বস্তুর দিকে কোন সৃষ্টিই চোখ তুলে চাইল না, মহানুভব ও সদাশয় সত্তা 

তাকেই স্বীয় খিলাফতের অনুপম মর্যাদা দিয়ে খরিদ করে নিলেন। 

তীর দরবার থেকে কোন দিল্‌ই বিতাড়িত ও বহিষ্কৃত নয়; কেননা এই ক্রয়ের 

দ্বারা লাভবান হওয়াটা তাঁর উদ্দেশ্য নয় ।২ 

অতঃপর মওলানা রূমী আবার বলেছেন : পেটের স্বর্ণ-নির্মিত তালা পরিত্যাগ' 
করে দিলের স্বাধীন লোকালয়ে পরিভ্রমণ কর এবং আল্লাহ্‌র অপার কুদরতের 
বিস্ময়কর তামাশা অবলোকন কর। তোমার এবং তোমার ষ্টার মাঝে এই পেট ও 
পেট পুজা সবচেয়ে বড় আবরণ । তুমি এই আবরণ ভেদ করে বেরিয়ে পড় যাতে 
সেই মহান দরবার থেকে তোমার প্রতি সালাম বর্ষিত হয়। 

(১০ আতা উপ ১১2 2 SU ৯০৮৭১ 215০ JUS 0) ১৬০ 

পেটকে তোমার লক্ষ্যে পরিণত কর না, তাকে পরিত্যাগ কর; দিলের দিকে 
যাত্রা শুরু কর যাতে আল্লাহ্‌র পক্ষ থেকে তোমার ওপর অবাধে সালাম বর্ষিত 
হয়।ও 
মানবতার স্থান 

অত্যাচারী স্বৈরশাসনের প্রভাব, নিরন্তর জুলুম এবং অব্যাহত যুদ্ধ-বিগ্রহের 
ফলে সাধারণ গণ-মানুঝের ভেতর জীবন-বিমুখতা, ভবিষ্যত সম্পর্কে নৈরাশ্য ও ' 


5 মছনবী, ২৩৯ পৃ.। ৩. এ, ৪৫০ পৃ.। 
২,৫২১ পৃ. । 


৩৯৬ সংগ্রামী সাধকদের ইতিহাস 


* হীনমন্যতাবোধ এসে গিয়েছিল এবং মানুষ তার নিজের চোখেই ছোট হয়ে 
গিয়েছিল। অনারবীয় সুফী দর্শন, আত্মসত্তার অস্বীকৃতি ও আত্মহননের শিক্ষা এত 
জোরেশোরে শুরু হয়ে গিয়েছিল যে, আত্মসংযম ও আত্মপরিচয় লাভকে মানুষ 
নৈতিক অপরাধের পর্যায়ে ফেলে দিয়েছিল মানবতা ও মনুষ্যত্বের মধ্যে নয়, বরং 
তা বর্জনের মধ্যেই তার সার্বিক উন্নতি নিহিত বলে সে ভাবতে শিখেছিল। সে 
সাধারণভাবে মানবতা ও মনুষ্যত্বের স্থান ও মর্যাদা সম্পর্কে নিস্পৃহ এবং মানুষের 
শরাফত সম্পর্কে বিস্থৃত হয়ে গিয়েছিল। সে সময়কার কাব্য সাহিত্যেও মানবতার 
প্রতি অবজ্ঞার ভাব ছড়িয়ে পড়েছিল । ফলে গণ-মানুষের মাঝে সাধারণভাবে 
আস্থাহীনতা, হতাশা, বিমর্ষতা ও পরাজিত মনসিকতা বিরাজ করছিল । ফলে তারা 
কখনো-সখনো জীব-জন্তু ও জড় জগতের প্রতিও ঈর্ষা পোষণ করত । মানবতা ও 
মনুষ্যত্‌ যে কত বড় মূল্যবান সম্পদ সে সম্পর্কে তারা অজ্ঞ এবং নিজেদের 
মহামর্যাদা ও উন্নতির সম্ভাবনা সম্পর্কে ছিল বেখবর। মওলানা নিজস্ব বিশিষ্ট 
ভঙ্গিতে এ দিকটিও তুলে ধরেন এবং মানুষের মর্যাদার গান এত উৎসাহ ও 
আবেগের সঙ্গে গাইতে শুরু করেন যে, মানুষের মধ্যে ঘুমন্ত "খুদী” (অহংবোধ) 
জেগে ওঠে এবং তারা নিজেদের অবস্থান সম্পর্কে সজাগ ও সচেতন হয়ে ওঠে। 
মওলানার এই রণসঙ্গীতের প্রভাব পড়ে গোটা ইসলামী সাহিত্যের ওপর । তীর 
কবিতা, কাব্য ও সূফী দর্শন একটি নতুন ভাবধারার জন্ম দেয়। 

মওলানা মানুষের দৃষ্টি তার সেই সৃষ্টি-কৌশলের দিকে আকর্ষণ করেছেন 
যাকে কুরআন মজীদের স্থানে স্থানে ৮ ০৮! বা “সর্বোত্তম গঠন’ বলে আখ্যায়িত 
করা হয়েছে। . 
০৯ "009 ১১ mil ০৯৯ 
0৬ ৩০৪১ Al ০০ ০৯০৪ AES 
০05৮০০৯01৯1 wel" 
৩5১৪ ৯৪০০ Sl pail ০ 
তুমি সুরা “ওয়া-ভ্তীন”-এ 7১৪ ০-০। পাঠ কর; বন্ধু হে! এ প্রাণ একটি অতি 
মুল্যবান রু। 

. ৮০৮ ৬ তথা সৰ্বোত্তম ও সুন্দরতম এই গঠন তোমার চিন্তা-ভাবনার বহু 
উর্ধে, ০ ৮০> “এর বুলন্দী ‘আরশ-ই মু'আল্লারও ওপরে (অতএব, তুমি ছোট 

i নও)।১ রর 


১. মছনবী, ৫১৫ পৃ. । 


মাওলানা জালালুদ্দীন রূমী রে) ৩৯৭ 


পরানো হয়েছে? 1১০১৫ এবং এ:০। অর্থাৎ “আমি সম্মানিত করেছি” এবং “আমি 
তোমাকে দান করেছি”-_মানুষ ছাড়া আর কাউকে কি এ সম্বোধন করা হয়েছে?১ 
৩৬৪ তে xl এজি বড + lawl cpl অভ CaS ES 
০১০৫ 5 4492০] Gb + Sm 32 A ৬৮৩৮ EU 

এই আসমান কি 1১৫ (আমি তোমাকে সন্মানিত করেছি)-এর আওয়াজ 
শুনেছে (একমাত্র মানুষ ছাড়া)? দুঃখ জর্জরিত এই মানুষই কেবল এই আওয়াজ 
শুনেছে (শুধু তাকেই এই সম্মান দেওয়া হয়েছে) । 

কারারমনা'’র টুপি তোমার শিরোপরি স্থাপন করা হয়েছে; ‘আ'তস্থায়নাকা'- 
এর বেড়ি একমাত্র তোমার কীধেই ঝোলানো হয়েছে।২ 

তিনি বলেন, মানুষ তামাম সৃষ্টি জগতের সার-নির্ধাস, সংমিশ্রণ ও সর্বপুণের 
আধার । ক্ষুদ্র মানুষের ভেতর এত বিরাট বৈচিত্র্যের সমাহার ঘটানো হয়েছে যে, 
এ যেন এক মহাসমুদ্রকে একটি কুঁজোয় বন্দী করা হয়েছে; একটি সংক্ষিপ্ত 
অস্তিত্বের মাঝে গোটা জগতটাই যেন লুকিয়ে আছে! 

৮১৩ 0৫ ০1০ ৩5৩৫4০০১৮9৬) 5১ SYS all 

নগণ্য এক কণিকার ভেতর বিশাল সূর্য লুকিয়ে রয়েছে; হঠাৎ করে একদিন 
এই কণিকাটি মুখ খুলবে । 

সেই মহাসূর্য যখন তার আবাস থেকে বেরিয়ে পড়বে তখন প্রতিটি কণা 
আসমান-যমীনে রূপান্তরিত হবে ।৩ 7 
হাতের এক দেহে লুকিয়ে রয়েছে একটি বিশ্ব 1৪ 

মানুষই গোটা সৃষ্টি জগতের একমাত্র উদ্দেশ্য ও লক্ষ্য এবং মানুষই তামাম 
কারেনাত তথা বিশ্ব-জগতের ঈর্ধার বন্তু। এর থেকেই জগতের রূপ-রস-গন্ধ-বর্ণ 
ও জীবনের সন্ত্রম রক্ষা হয়। এরই আনুগত্য সমস্ত অস্তিত্বশীল প্রাণী জগতের ওপর 


বাধ্যতামুলক ৷ 
১০০০৬ ১০1১ ১8০০ OFT IT পা 459 এ 0544 2৫ ০১ 
সব ধরনের নেশা (পানীয়) এই মানবীয় অবয়ব এবং এই গণ্ডদেশের গোলাম; 
সব ধরনের মস্তান (আত্মভোলা) তোমার প্রতি ঈর্ষা পোষণ করে। 


১. মছনবী, ৪৯৫ পৃ.। ৩. এঁ, ৫৯৪ পৃ. । 
২. এ, 8৭৫ পৃ. । 8. ওঁ, ৪৭৫ পৃ. । 


৩৯৮ সংামী সাধকদের ইতিহাস 


তুমি গোলাপী রঙের কোন পানীয়ের মুখাপেক্ষী নও; তুমি প্রেমিকা নও, 
অতএব, তুমি সুগন্ধি গুঁড়ো মাখা ছেড়ে দাও। 

মানুষ একটি রক, আর আসমান তার প্রস্থতা (অবস্থা); সমস্ত কায়েনাত তথা 
প্রাণী-জগত শাখা ও ছায়ার মত, আর তুমি হচ্ছ কায়েনাতের লক্ষ্য । 

তুমি পুস্তকের পাতায় জানের অনুসন্ধান করে বেড়াও; আফসোস! তোমার 
সকল উৎসাহ-উদ্দীপনা ক্ষুধার অন্নের সাথেই সংশ্লিষ্ট । 

তোমার খেদমত করা সকল জীব-জগতের ওপর ফরয। একটি রফ্রু (সত্তা) 
কেমন করে (প্রস্থতার) অবস্থার মুকাবিলায় নিজেকে দুর্বল জ্ঞান করতে 
পারে।১ 


মানুষ এঁশী গুণাবলীর প্রকাশ এবং এমন এক দর্পণ যার ভেতর আল্লাহ্‌র 
তাজাল্লী ও নিদর্শনসমূহের ছায়াপাত হয়। 

015 of ১১1 lw ০০৬ ০০৪০০ ১০ SY ৮৮০ pil 
আদম €“আ) উন্নত ও মহত্্র গুণাবলী পরিমাপক যন্ত্র; আদমের গুণাবলী 
আল্লাহ্র নিদর্শনসমূহেরই বহিঃপ্রকাশ । 
আদম (‘আ)-এর ভেতর যা কিছু দৃষ্টিগোচর হয়, সব সেই মহান সত্তারই 
প্রতিবিষ্ব; যেমন নদীর পানিতে চাদের প্রতিবিষ্ব দৃষ্টিগোচর হয়, এও ঠিক 

[| 

গোটা সৃষ্টি জগতকে স্বচ্ছ- সুমিষ্ট পানির মত মনে কর; এর ভেতর আল্লাহ্‌ 

যু'ল-জালালের গুণাবলীর ঝলমলানি দৃষ্টিগোচর হয়। 

পরিদৃষ্ট হয় প্রবাহিত পানির ভেতর আসমানের তারকারাজি।২ 

এত সব বলার পর তিনি অনুভব করেন, মানুষের সংজ্ঞা, পরিচয় ও তার 
সম্মান ও মূল্যের বর্ণনা এখনও অসম্পূর্ণ-আর সত্যি বলতে কি, কারো মধ্যে তা 
শোনবার ধৈর্যটুকু পর্যন্ত নেই। 

মওলানার ভাষায় : 

তে Sige লি 5১৫ ০৩ + জর ও] Cons SSS 
আমি যদি এই মানুষের মূল্য বলে দিই যার মূল্য নির্ধারণ করা যার তার পক্ষে 
সম্ভব নয়, তাহলে আমি নিজেও ভুলে যাব এবং শ্রোতাও জ্বলে যাবে ।৩ 


১. মুছনবী-৫৬২ পৃ. । ৩. এ, ৫১৫ পূ. । 
২, ওঁ, ৫৬২ পৃ. । 


মাওলানা জালালুদ্দীন রূমী (র) ৩৯৯ 


এই সম্মান ও উন্নত মর্যাদার পর একমাত্র আল্লাহ ভিন্ন মানুষের খরিদ্দার আর 
কে হতে পারে এবং কেই বা তার মূল্য নির্ধারণ করতে পারে? আফসোস এসব 
মানুষের জন্য যারা নিজেদের মূল্য জানে না আর আফসোস তাদের জন্যও যারা 
যে কোন মূল্যে যে কোন হাতে বিক্রি হবার জন্য তৈরি থাকে। তিনি অত্যন্ত 
মর্মবেদনার সঙ্গে বলেন : 

০১৪০৩ ll 1) 5825৮ Slt 5 + ১৯৪৯৩ SAT 5০35 ০০১৩ Al 

হে মানুষ! জ্ঞান, হুশ-বুদ্ধি ও কৌশল সব তোমারই গোলাম; অতএব, তুমি 

কেন নিজেকে সস্তায় বিকিয়ে দাও 1১ 

অতঃপর তিনি বলেন, মানুষের ক্রয়-বিক্রয় তো সমাধা হয়ে গেছে। স্বয়ং 
আল্লাহ মানুষের খরিদ্দার এবং একমাত্র তিনিই মানুষের মর্যাদা বোঝেন । 

TG ০০ 0৯১ ০৯ ০৯ লি + ৬০ all wb সি 
Sly 98৬ IE Mle + সপ্ত ০৬৪ S33 Sta 
আমাদের ক্রেতা একমাত্র আল্লাহ; অতএব তুমি নিজেকে অন্যান্য সব ক্রেতার 
ধারণার উর্ধ্বে স্থাপন কর যাতে সেই মহান সত্তা ভিন্ন অপর কেউ তোমাকে খরিদ 
করার কল্পনাও না করতে পারে। 

(যদি একান্তই তুমি নিজেকে বিকোতে চাও তবে) এমন খরিদ্দার তালাশ কর 
যিনি স্বয়ং নিজেই তোমাকে চান; যিনি তোমার আদি-অন্ত তথা তোমার সকল 
নাড়ি-নক্ষত্রের খবর জানেন আর এমন খরিদ্দার একমাত্র আল্লাহ ভিন্ন আর কে 
হতে পারেন)।২ 

এতক্ষণ সে সব মানুষ সম্পর্কেই আলোচনা করা হ’ল খারা মানবতারূপ 
সম্পদে ধন্য এবং খারা মানবতার হাকীকত তথা এর অন্তর্নিহিত সত্য সম্পর্কে 
ওয়াকিফহাল। এখানে সে সব মানুষের আলোচনা করা হয়নিত যারা মানবতা- 
বোধশুন্য এবং যারা কেবল আকার-আকৃতিতেই মানুষ, যারা নিজের নফসের দাস 
এবং প্রবৃত্তিজাত কামনা-বাসনার শিকার ৷ এরা মানুষ নয়; মানুষের নিষ্প্রাণ খোলস 


ও গ্রভিকাতমাত্র । 


Sl od EES 5201 00 ৯৯০ + ১০1 ০০৮ চা ১০ ৯ এ ০৪ 
যারা নফসের পূজারী তারা মানুষ নয়, মানুষের প্রতিকৃতি; এরা প্রবৃত্তির 
ভাঁড়নার শিকার এবং রুটির জন্য প্রাণ বিসর্জনকারী ।8 


১. মছনবী, ৪৭৫ পৃ.। ৪. ও, ৪৫৯ পৃ. 
২. ও, ৪৫৯ পৃ.। 
৩.এঁ। 


৪০০ সংগ্রামী সাধকদের ইতিহাস 


প্রকৃত মানুষের অভাব সর্বযুগে ৷ মওলানার যুগেও এর ব্যতিক্রম ছিল না বরং 
সে যুগে সাধারণভাবে সেই সব লোকেরই প্রাধান্য ছিল যারা চতুষ্পদ জন্তু ও হিংস্র 
প্রাণীর স্বভাববিশিষ্ট। মওলানা এ ধরনের পশু স্বভাববিশিষ্ট মানুষের আচার- 
আচরণে বিষিয়ে উঠেছিলেন । তিনি প্রকৃত মানুষের খৌজে ছিলেন। তিনি আপন 
সত্তারও অনুসন্ধান করছিলেন । এই আত্মানুসন্ধানের কাহিনী তিনি একটি 
চিত্তাকর্ষক পারস্পরিক কথোপকথনের ভেতর দিয়ে অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে 
তুলেছেন : A ১ SAS লেট trl Eh ৪১ 
০০৪১010015৮ ১ 9 p55 
০৪০৪ ০১ ৮০৬০ Sms ০৮০০১ ও 
cg pl ৩৮০ 512৮ ও 
be pil এটি ২১৩ এ ৩৪ ০৪৬ এ পের 
০937 পা ১০ কে SLASH 
গত রাতে এক বৃদ্ধকে দেখলাম, প্রদীপ হাতে শহরের আশেপাশে ঘোরাঘুরি 
করছে। সে বলছিল, আমি পৃথিবীর এই মায়াবী জাল ও মানব দঙ্গলের প্রতি 
বিতৃষ্ণ হয়ে উঠেছি; আর তাই আমি আলো হাতে মানুষ খুঁজে ফিরছি। 
এই ঢিলেঢালা অঙগ-প্রত্যঙ্গের অধিকারী সঙ্গীদের ওপর আমি আস্থা হারিয়ে 
নিবি রত (আল্লাহ্‌র বাঘ) ও বীরবাহু রুস্তমের আশা 
রাছ। 
তাকে আমি বললাম, আমিও এ ধরনের লোক খুঁজেছি, কিন্তু তা পাবার নয়। 
সে বলল, যা পাওয়া যায় না- আমি তাই খুঁজে ফিরি ।১ 


আমলের দাওয়াত 

মওলানার তাসাওউফ ও তালকশীন (শিক্ষা ও উপদেশ) বেকার জীবন যাপন 
ও সন্ন্যাস্বত পালনের শিক্ষা দেয় না, বরং তা শিক্ষা দেয় কর্মের, সংগ্রাম সাধনার 
ও আয়-উপার্জনের এবং আহ্বান জানায় সামাজিক জীবন যাপনের প্রতি । 
সন্ন্যাস্বত পালন ও সংসার ধর্ম ত্যাগকে তিনি ইসলামের মূল লক্ষ্য এবং রাসূল 
আকরাম (সা)-এর শিক্ষার পরিপন্থী কাজ বলে মনে করতেন। তার মতে 
সামাজিক জীবন যাপন যদি আল্লাহ্‌র অভিপ্রেত না হ'ত তাহলে তিনি জুমু'আ, 
জামা'আত এবং সৎ কাজে আদেশ ও অসৎ কাজ থেকে নিষেধের তাকীদ দিতেন 
মা। তিনি বলেন : 


১. দীওয়ান। 


মাওলানা জালালুদ্দীন রূমী (র) 80১ 


মোরগ তীকে বলল, সাহেব! নির্জনে দাড়িয়ে থেকো না; আহমদ মুজতবা 

(সা)-এর ধর্মে সন্াস্বতের কোন স্থান নেই। 

রসূলে খোদা (সা) সন্ন্যাসব্রতকে নিষিদ্ধ ঘোষণা করেছেন। অতএব, হে 

বোকা! যা রসূলের শিক্ষা ও জীবনাদর্শে নেই, যা বিদ'আত, তুমি তা কেন 

ইখতিয়ার করলেঃ 

সালাতে জুম'আ ও জামা'আত শর্ত এবং আমর বি’ল-মা'রফ ওয়া নাহী 

‘আনি’ল-মুনকার তথা সৎ কাজে আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ 

ইসলামের নির্দেশ ও বিধান (অতএব, সন্্যাসব্রত পালন ও বেকার জীবন 

যাপনের শিক্ষা কোথায়?) । 

আল্লাহর অনুথহপ্রাপ্ত মানুষের দলে থাকো (জামা'আত থেকে আলাদা ও 

বিচ্ছিন্ন হয়ো না); আহমদ মুজতবা (সা)-এর সুন্নত পরিত্যাগ ক'্র না এবং 

শরীয়তের বিধান মেনে চল ।১ 

মওলানা রূমীর যুগে হাত-পা ছেড়ে নিক্রিয় ও নির্বিকার বসে থাকাকেই 
তাওয়ান্কুল মনে করা হ'ত। যে কোন রকমের সতর্কতা কিংবা সাবধানতা অবলম্বন 
এবং যে কোন ধরনের ব্যবস্থাপনাকে মনে করা হ’ত তাওয়াক্কুলের পরিপন্থী ৷ 
মওলানা তাওয়াক্ুল-এর শর'ঈ মর্মার্থ বর্ণনা করেন এবং শ্রম ও উপার্জনের প্রতি 
উৎসাহ প্রদান করে এর প্রকৃষ্টতা ও শ্রেষ্ঠত্‌ সর্বসমক্ষে তুলে ধরেন। 45১ + ৮ 
এ৷ ০ (উটটি বেঁধে রাখো এবং আল্লাহ্‌র ওপর তাওয়াক্কুল কর)-রসূলুল্লাহ্‌র এই 
বিখ্যাত হাদীছ বর্ণনা করতে গিয়ে ভিনি বলেন : ূ 

hl 506 dips 018 ১৩ ০ এ Gb 0 পি এ 

ইসলামের মহান পয়গম্বর (সা) অতি উচ্চ কণ্ঠে বলেন, “আল্লাহ্‌র ওপর 
নির্ভর করার সঙ্গে নিজের উটটিও বেঁধে রেখ” (শি খুলে দিয়ে আল্লাহ্‌র ওপর 
নির্ভর ক'র না যেন)। 

উপার্জনকারী শ্রমিক আল্লাহ্‌র দোস্ত'- এর গোপন রহস্য অনুধাবন কর; 
তাওয়াক্লুলের বাহানায় উপার্জনের ক্ষেত্রে কখনো আলসেমি ক্র না। 

বাবা! তুমি যাও, আল্লাহ্র ওপর তাঁওয়াকুল কর; কিন্তু সেই সঙ্গে উপার্জনও 
কর, প্রতিটি কাজে পরিশ্রম কর এবং নিজের হাতে উপার্জন কর! 

মেহনত কর, চেষ্টা কর যাতে মুক্তি পাও (দুঃখ ও দারিদ্র্যের হাত থেকে); 
যদি মেহনত থেকে দূরে সরে থাক তাহলে তুমি একটা আস্ত বেওকুফ ।২ 


ড় দীওয়ান-২৭ পৃ. । 
সংগ্রামী সাধকদের ইতিহাস-(১ম)-২৬ 


৪০২ সংগ্রামী সাধকদের ইতিহাস 


মওলানা দুর্বল পশুর মুখ দিয়ে তাওয়াক্ুল ও নিস্ত্িয় জীবনের পক্ষে সে সব 
প্রমাণ পেশ করেছেন যা সাধারণত দুর্বল ও ভীরু লোকেরা করে থাকে৷ এসব 
প্রমাণ অত্যন্ত যুক্তিপূৰ্ণ ও গুরুত্বহ বলে মনে হয়। অতঃপর তিনি সে সবের 
বিস্তারিত জওয়াবও দিয়েছেন। সিংহের জওয়াব মওলানার নিজস্ব কল্পনারই 
অভিব্যক্তি । | 

সিংহের ভাষায় তিনি বলেন, মানুষকে যেসব অঙ্গ-প্রত্যঙ্গ, যোগ্যতা ও শক্তি 
দেওয়া হয়েছে তা দেওয়া হয়েছে নিরন্তর চেষ্টা ও সংগ্রাম-সাধনার জন্য । যদি 
কোন ব্যক্তি তার গোলামের হাতে কোদাল কিংবা শাবল তুলে দেয় তাহলে বুঝতে 
হবে, এর দ্বারা সে তার গোলামের কাছ থেকে মাটি খোড়া কিংবা পাথর ভাঙার 
কাজ নিতে চায় । এ কথা তার মুখ ফুটে বলবার কিছু মাত্র প্রয়োজন নেই। ঠিক 
তেমনি আমাদেরকে যখন হাত-পা ও কাজ করবার ক্ষমতা ও শক্তি দান করা 
হয়েছে তখন তার একমাত্র উদ্দেশ্য এটাই যে, আমরা আমাদের হাত-পা ও 
শারীরিক শক্তি দ্বারা কাজ-কর্ম করব এবং স্বীয় অভিপ্রায় ও এখতিয়ারকে বাস্তব 
রূপ দেব। এই প্রেক্ষিতে বলা যায়, দৌড়-ঝাঁপ, কাজ-কর্ম, আয়-উপার্জন, চেষ্টা- 
সাধনা সবই আল্লাহ্‌র মর্জি এবং আমাদের ফিতরতের ধর্ম । নিষ্ক্রিয় ও কর্মহীন 
জীবন যাপন আল্লাহ্‌র খেলাফ এবং তীর প্রদত্ত নে”মতের প্রতি অস্বীকৃতি 
জ্ঞাপনেরই শামিল । বিশুদ্ধ তাওয়াকুল হ'ল, অবিরাম চেষ্টা-তদবীর করতে হবে 
এবং ফলাফলের জন্য একমাত্র আল্লাহ্র ওপর ভরসা রাখতে হবে । কেননা সাফল্য 
একমাত্র আল্লাহ্‌র হাতে । 

মওলানা বলেন : 

৩৮ ০৮৯ এ ET EE TS ও ১৬৭] ০১ 25 ঠা পতি এ 
সিংহ বলল, আরে! তুমি যা বলছ সে তো ঠিক (যে, আল্লাহই সব কিছু 
করেন, মানুষের কোন কিছু করবার ক্ষমতা নেই, মানুষ তীর ইচ্ছার হাতের 
পুতুলমাত্র); কিন্তু সেই সঙ্গে তোমাকে তো এ কথাটাও ভেবে দেখতে হবে 
যে, বিশ্ব-জাহানের স্রষ্টা আমাদের পা দু'টোর সামনে একটা সিঁড়িও দিয়েছেন 
(অতএব, তুমি ধাপে ধাপে সিঁড়ি বেয়ে তার সারিধ্যে উপনীত হও)। 
ছাদ পানে যেতে চাইলে ধীরে ধীরে পা ফেলে এগুতে হবে; জাবরিয়া 
সম্প্রদায়ের মতবাদ (যে, মানুষের কোন ক্ষমতাই নেই; সে জড় বস্তুর মত 
অসহায় ও চলৎশক্তিহীন) অনুসরণ একটা ভ্রান্ত কল্পনা-বিলাসমাত্র। 
প্রভু যখন তার নওকরের হাতে একটা বলদ তুলে দিলেন_ তখন না বলতেই 
প্রভুর উদ্দেশ্য বোঝা হয়ে গেল। 


১. মছনবী, ২৬ পৃ. । 


মাওলানা জালালুদ্দীন রুমী রে) ৪০৩ 


যখন তুমি তীর উদ্দেশ্যকে নিজের জীবনের ওপর স্থান দেবে, তীর ইঙ্গিত . 
পূর্ণ করতে নিজের জীবন বিলিয়ে দেবে, তীর ইশারা ও ইঙ্গিতের ওপর সুদৃঢ় 
থাকবে; (তখন) তিনি তোমার মস্তকে ন্যস্ত বোঝা সরিয়ে ফেলবেন এবং 
তোমার আকাঙক্ষা পূর্ণ করে দেবেন। তোমাকে যে শক্তি-সামর্থ্যরূপ নে'মত 
(অনুগ্রহ) দান করা হয়েছে তার শুকরিয়া হ'ল চেষ্টা ও মেহনত; 
জাবারিয়াদের ন্যায় দাবি করা (যে, মানুষ বড় অসহায়- তার করবার কোন 
ক্ষমতাই নেই) আল্লাহ্‌র নে“মতের অন্বীকৃতির নামান্তর ৷ 
নে'মতের শুকরিয়া আদায় কর, তাহলে তিনি তোমার নে'মত আরও বাড়িয়ে 
দেবেন; আর নেমতের প্রতি কুফরী করলে সে নে“মত তিনি ছিনিয়ে নেবেন। 
সাবধান, ওহে আস্থাহীন ও অবিশ্বাসী জাবারিয়াবাদি! ফলবান বৃক্ষের 
ছায়াতলেই বিশ্রাম নাও (কর্মের স্বীকৃতি দিতে ও গুরুত্ব স্বীকার করতে যারা 
নারাজ-তারাই জাবারিয়াবাদী).... 
যাতে প্রবল বাতাস বৃক্ষের শাখা-প্রশাখা ঝেড়ে বিশ্রামরত ব্যক্তিদের মন্তকের 
ওপর অনুগ্রহের দান (ফল) ঝরাতে পারে । 
যদি তুমি ভরসা পাও তাহলে দুটো কাজ অন্তত কর; উপার্জন করতে থাক 
এবং সেই সাথে প্রবল পরাক্রমশালী আল্লাহ্‌র ওপর ভরসাও রাখ ।১ 
অতঃপর সিংহের মুখ দিয়ে তিনি এ সত্যও তুলে ধরেছেন যে, চেষ্টা, তদবীর 
ও সংগ্রাম-সাধনা চালিয়ে যাওয়া এবং কর্মের জগতে ঝাঁপিয়ে পড়া আহিয়া-ই- 
কিরামেরই সুন্নত এবং আওলিয়া-ই 'ইজামের পন্থা । 

25 আছ এপি ০9 ০৩ এত ০ 0৪ pf 05 ০০ CAE ৮৫ 
সিংহ বলল, হ্যা, সত্য বটে খা তুমি বলেছ; কিন্তু এটাও তো দেখতে হবে 
যে, আধ্বিয়া “আলায়হিমু*স-সালাম কত কঠোর মেহনতই না করেছেন! 
আল্লাহ তা'আলা অবর্ণনীয় জুলুম ও অসহনীয় নির্যাতন সইবার পরই তাদের 
নিরলস পরিশ্রমকে সফল ও জয়যুক্ত করেছেন। 
অতএব, জনাব! যতটা পার, আম্বিয়া 'আলায়হিযু*স-সালাম প্রদর্শিত ও 
আওলিয়া-ই-কিরাম অনুসৃত পথে মেহনত চালিয়ে যাও। 
দুনিয়া কোন্‌ বন্ধুর নাম? ব্যস! আল্লাহ্‌র স্মরণ থেকে গাফিল থাকা; এই 
পোষাক-পরিচ্ছদ, স্বর্ণ-রৌপ্য ও স্ত্রী-পুত্রের নাম দুনিয়া নয়। 


» দীওয়ান-২৭ পৃ. । 


808 সংগ্রামী সাধকদের ইতিহাস 


সৌভাগ্যের কারণ । কেননা রসুল (সা) বলেছেন ৪ সৎ ব্যক্তির জন্য সৎ পথে 
উপার্জিত সম্পদ নে‘মতস্বরূপ ৷ 
মেহনতও সত্য, উষধও সত্য, ব্যথা-বেদনাও সত্য; মেহনত অস্বীকার করার 
অর্থ সত্যকেই অস্বীকার করা ।১ 
তিনি কেবল তীর যুগের সাধারণ মানুষেরই সমালোচনা করেন নি কিংবা 
কেবল তাদেরই ভুল-ভ্রান্তিগুলোর প্রতি অঙ্গুলি নির্দেশ করেন নি- যাদের সম্পর্ক 
ছিল জ্ঞানী-গুণী ও ধর্মীয় মহলের সঙ্গে, বরং তিনি সেই শ্রেণীর লোকেরও 
সমালোচনা করেছেন যাদের হাতে ছিল ক্ষমতা ও কর্তৃত্বের রাজদণড, যারা ছিলেন 
সকল দগুমুণ্ডের মালিক । তিনি খোলাখুলিভাবে এ সত্য তুলে ধরেছেন যে, অযোগ্য 
লোকদের হাতে আজ দেশের শাসনভার চলে গেছে এবং জনস্বার্থ এসব লোকের 
হাতের খেলনায় পরিণত হয়েছে। স্বেচ্ছাচারী রাজতন্ত্রের যুগে এ ধরনের 
সমালোচনা অত্যন্ত বিপজ্জনক পরিণতি ডেকে আনতে পারত । কিন্তু এতদৃসত্েও 
মওলানার সত্যভাষী যবান নীরব থাকেনি- তিনি ছিলেন সোচ্চার কণ্ঠ। তিনি 
বলেন: 
১0591 0105 5S PAY + ১৬ ০931 lA ০০০১ ০ UIE ভি 
22 91১52 ১০০০ লিউ + ১৪ DE Cs ০১ পি ০৬৯ 
জা 9955 ১138 + ৬55৬ ১৪১ ০৮০৮ ০৪৯ 
রাষ্ট্রীয় ক্ষমতা যখন ধর্মহীন অসৎ ব্যক্তিদের হাতে গিয়ে পড়ে, যু “নুন মিসরীর 
ন্যায় সাধু ও সজ্জন ব্যক্তিও তখন কারাগারে ঢোকেন। 
বিশ্বাসঘাতক গাদ্দারদের হাতে যখন কলম ওঠে, তখন তার পরিণতিতে 


অবশ্যন্তাবী পরিণতিতে আবিয়া-ই-কিরামকেও না-হক হত্যা করা হয়। ২ 
দেশ শাসনের ভার যখন অপাত্রে ন্যস্ত হয়- তখন তার ফলাফল কি দীড়ার? 
'মওলানার ভাষায় শুনুন : 
305 Bly ১১১5০ ৮৬ + ১০ lS ১১১ ০০ ভিসি 
ls ০১ iS ৬০৮৫ ০১৩৬ + pds is এ ১ ulin! 
রাষ্ট্র শাসনের অধিকার লাভ করে যখন গোমরাহ ও পথভ্রষ্ট ব্যক্তি তখন সে 


১. দীওয়ান-২৮ পৃ. । 
২. এ, ১৩১ পৃ. । 


মাওলানা জালালুদ্দীন বূমী রে) 8০৫ 


এটাকে সন্মান ও পদমর্যাদা জ্ঞান করে, অথচ বাস্তব অবস্থা এই যে, এরই 
(শাসন ক্ষমতা ও কর্তৃত্ব লাভের) কারণে সে কুপে নিক্ষিপ্ত হয় (অর্থাৎ ক্ষমতা ' 
ও কর্তৃতুই তার অধিকারীকে ডুবিয়ে ছাড়ে) ৷ 

বেওকুফ ও আহম্মকেরা (সমাজ ও রাষ্ট্রের) নেতৃত্ব পেয়েছে আর ওদিকে 
বুদ্ধিমান লোকেরা (পরিণতির আশঙ্কায়) চাদরের তলায় মুখ লুকিয়েছে। ১ 


‘আকাইদ ও “ইল্মে কালাম 

মওলানা শুধু বুদ্ধিবৃত্তি ও ইন্দরিয়ানুভূত জানের সমালোচনা, “ইলমে কালামের 
ভারসাম্যহীনতা, জাহির পরস্তী এবং শব্দ ও কথার মারপ্যাচের আসল রহস্যই 
উদ্ঘাটন করেন নি, কেবল ইন্দ্রিয়াতীত অনুভূতিলন্ধ জ্ঞান, রূহ বা আত্মার সাহায্যে 
কর্ম গ্রহণ এবং ‘ইশ্ক তথা প্রেমের পথে মানুষকে আহ্বান জানানোকেই যথেষ্ট 
মনে করেন নি, বরং কালামশান্ত্র সংক্রান্ত সমস্যা ও অসুবিধাদি তার নিজস্ব 
ভঙ্গীতে সমাধান করার এবং নিজস্ব বিশেষ রীতিতে বর্ণনা করার ও হৃদয়পটে তা 
গেঁথে দেবারও চেষ্টা করেছেন অর্থাৎ মওলানার আহ্বান ও তীর দর্শন কেবল 
নেতিবাচক ও সমালোচনামূলকই ছিল না, বরং তা ইতিবাচক ও শিক্ষামূলকও 
ছিল। যেসব সমস্যার সমাধান করতে গিয়ে ইলমে কালামও ব্যর্থ হয়েছে, যে সব 
গ্রন্থি উন্মোচন করতে গিয়ে আরও অসংখ্য গ্রন্থির সৃষ্টি হয়েছে, মওলানা সে সব 
সমস্যার সমাধান এবং সেসব গ্রন্থি উন্মোচন এমনভাবে করেছেন যে, সেগুলোর 
অস্তিত যে পূর্বেও কখনও ছিল, তেমনটি মনেই হ'ত না; এ ছিল যেন তার চোখে 
দেখা বাস্তব সত্য এবং দৈনন্দিন জীবনের গৎ্বীধা ঘটনা । মওলানা তার 
প্রতিপক্ষকে লা-জওয়াব করবার প্রয়াসী ছিলেন না, বরং তিনি ছিলেন আপন কথা 
প্রতিপক্ষের মন-মানসে গেঁথে দেবার প্রয়াসী। তিনি এমনভাবে তীর বক্তব্য 
উপস্থাপন করতেন যাতে করে তীর প্রতিপক্ষ অনুভব করত যে, এ কথা তো তার 
নিজেরই অন্তরের কথা! মওলানার এ ধরনের বাক্যালাপের ফলশ্রুতি এই ছিল যে, 
তীর মছনবী দ্বারা ধর্মীয় মূলনীতি, 'আকাইদ ও ‘ইলমে কালাম সংক্রান্ত বিষয়াদি 
এমনভাবে পরিষ্কার ও বোধগম্য হয়ে যায় যেমনটি হস্ত না “ইলমে কালামের 
গোটা ভাণ্ডার গুলিয়ে খেলেও । এর দ্বারা এমন এক ধরনের স্বাদ ও মিষ্টি আমেজ 
সৃষ্টি হয় যা কেবল একজন গভীর আত্মগ্রত্যয়ী ও হৃদয়বান 'আশিকের কথাতেই ' 
সৃষ্টি হতে পারে। 

মওলানা যদিও একজন আশ'আরী চিন্তাধারার অভিজ্ঞ উত্তাদ ও গভীর 
ব্যুৎপত্তিসম্পন্ন “আলিম ছিলেন, কিন্তু এ কথাও সত্য যে, তিনি তীর ব্যক্তিগত 


১. দীওয়ান-৩৩৫ পৃ. ৷ 


৪০৬ সংগ্রামী সাধকদের ইতিহাস 


অভিজ্ঞতা ও আল্লাহ্র রবৃবিয়তের বদান্যতায় “আকাইদ ও “ইলমে কালামের 
একজন মুজতাহিদও ছিলেন- ছিলেন একটি নতুন কালামশান্ত্ের সৃষ্টাও। তাঁর 
ধরন-ধারণ সাধারণ মুতাকাল্পিম ও 'আকাইদশাস্ত্রের “আলিমদের থেকে ছিল 
একেবারেই আলাদা ৷ তার কথা ছিল কুরআন মজীদের মূল প্রেরণা এবং সাধারণ 
জ্ঞানের অত্যন্ত নিকটবর্তী । 


আল্লাহ্‌র অস্তিত্ব 
আল্লাহ্‌র অস্তিত্‌ সম্পর্কিত সমস্যা ‘ইলমে কালামসহ সব শান্ত্রেরই একটি 
গুরুত্বপূর্ণ মৌলিক সমস্যা । প্রাচীন কালাম শান্তর আল্লাহ্র অস্তিত্বের সপক্ষে যেসব 
দলীল-প্রমাণ পেশ করেছে তা নিছক দর্শনসুলভ। এর দ্বারা মানুষের মনে তেমন 
- কোন আস্থা কিংবা গভীর প্রত্যয় সৃষ্টি হয় না; এসব যুক্তি-প্রমাণে বড় জোর 
একজন মানুষ লা-জওয়াব হয়ে যেতে পারে। কুরআন মজীদের রীতি ও পদ্ধতি 
এই যে, সে এ ব্যাপারে মানুষের সুস্থ ফিতরতকে উক্কে দেয় এবং তার সুস্থ 
র ওপর আস্থা রেখে তার ঘুমন্ত অনুভূতিকে জাগিয়ে তোলে । সে পয়গম্বরের 
মুখ দিয়ে স্বতঃস্ফূর্ত কণ্ঠে বলায় : 
DESL Saad ০৮৩ এঠ এ) 
“সেই আল্লাহ সম্পর্কে কি কারও মনে বিন্দুমাত্র সন্দেহ থাকতে পারে যিনি 
আসমান ও যমীনের সৃষ্টা?” -(সূরা ইবরাহীম-১০ আয়াত) 
এই স্বতঃস্ফূর্ত বর্ণনা ও বিস্ময় প্রকাশ দ্বারা মানুষের ফিতরত তথা প্রকৃতি 
চমকে ওঠে এবং সে তার যথার্থ কর্ম সম্পাদনে আত্মনিয়োগ করে। অতঃপর দেখা 
যায়, যমীন ও আসমানের সৃষ্টি থেকে এর অষ্টা, শিল্প ও সৃষ্টিজাত বস্তু থেকে এর 
শিল্পী এবং ক্রিয়া ও ফলাফল থেকে এর ক্রিয়াশীল ও ফলোৎপাদনকারী শক্তির 
দিকে হঠাৎ করেই পথ-নির্দেশনা ঘটে গেছে। সমগ্র কুরআন মজীদে এই যুক্তি ও 
প্রমাণ পদ্ধতিই গ্রহণ করা হয়েছে। ঘন ঘন মানুষকে সম্বোধন করে বলা হয়েছে ঃ 
আল্লাহ্র নিদর্শনসমূহ অবলোকন কর এবং সৃষ্ট বন্তুরাজি মেখলুকাত) থেকে এর 
খালিক (স্রষ্টা) এবং শিল্পজাত দ্রব্যাদি থেকে এর শিল্পী পর্যন্ত গিয়ে উপনীত হও ৷ 
কুরআনের মতে আল্লাহ্‌র পরিচয় লাভের এটাই নিশ্চিত, সংক্ষিপ্ত ও নিরাপদ 
পন্থা । কুরআন বলে : 
১৩9৬ GSU 0252 এড বি oS SUN এ GUE 
আমি ওদের জন্য আমার নিদর্শনাবলী ব্যক্ত করব বিশ্বজগতে এবং ওদের 


মাওলানা জালালুদ্দীন রূমী (র) ৪০৭ 


নিজেদের মধ্যে; ফলে ওদের নিকট সুস্পষ্ট হয়ে উঠবে যে, ওটাই (অর্থাৎ আল- 
কুরআন) সত্য। এটাই কি যথেষ্ট নয় যে, তোমাদের প্রতিপালক সর্ববিষয়ে 
অবহিতঃ - সূরা হামীম আস-সজদাঃ, ৫৩ আয়াত । 

মওলানা তার মছনবীতেও এ একই যুক্তি-প্রমাণ পদ্ধতি এখতিয়ার করেছেন। 
তিনি তাতে সৃষ্টিজগত থেকে সৃষ্টি জগতের স্রষ্টাকে খুঁজে বের করার পদ্ধতি বর্ণনা 


যে সব কাজ হচ্ছে তাতেই প্রমাণিত হচ্ছে যে, পদার পেছনে কোন করনেওয়ালা 
নিশ্চয়ই আছেন। এখানে কর্ম প্রকাশ্য, কিন্তু কর্মী অন্তরালে । 
01৯০ xl 3 035৯ ০১ Gl ৯3106 Bs 0 শত ও 9৮ 5 


ub ০৬ ০৮ 3 hs Wl + ৩৬12 05 ov bn পচ 
হাত দৃষ্টির অগোচরে, কিন্তু কলমকে লিখতে দেখা যাচ্ছে; অশ্ব চক্রাকারে 
ঘুরছে, কিন্তু আরোহী দৃষ্টিগোচর হচ্ছে না। 


তীরের দিকে দৃষ্টিপাত কর, পরিষ্কার দৃষ্টিগোচর হচ্ছে, কিন্তু কোথাও ধনুক 
দেখা যাচ্ছে না; প্রাণ প্রকাশমান, কিন্তু প্রাণের প্রাণ অপ্রকাশ্য ।১ 

গতি তথা আন্দোলন স্বয়ং আন্দোলনকারীর অস্তিত্বের প্রমাণ বহন করে । যদি 
শনশন শব্দে বাতাস বয় তাহলে জেনে রেখ, এ বাতাসের প্রবাহকারী নিশ্চয়ই 


আছেন। 
01১১৩ জিত ০৪ ভিজ ১৬ + তি এজি ও 5 ০৩১15 ১৬ 


Cah ১৭৩) ie ভাজা উন onl + ০৮৭১১০০১০৯১ ০৪০ ১১০০৫ ৬ 

বাতাসের দিকে দেখ, যখন তা প্রবাহিত হয় তখন তার আলামত দেখা যায়, 
অথচ যিনি এই বাতাস প্রবাহিত করেন, তিনি থাকেন দৃষ্টির আড়ালে । 

সজাগ মস্তিষ্কের অধিকারী যিনি, তিনি নিশ্চিতভাবে বিশ্বাস করেন যে, এই 
প্রবহমান বাতাসের প্রবাহকারী নিশ্চয় কেউ আছেন।২ 

ফলোৎপাদনকারী শক্তি তোমার দৃষ্টিগোচর না হলেও ফল তো তুমি দেখতে 
পাচ্ছ। এর থেকেই তুমি বুঝতে চেষ্টা কর যে, ফল উৎপাদনকারী নিশ্চয়ই কেউ 
আছেন। দেহের ভেতর যে গতি ও শক্তি বিরাজ করছে, তা থেকেই বোঝা যায় 
যে, তোমার ভেতর জীবন্ত আত্মা (রূহ) রয়েছে। যদি রূহ দৃষ্টিগোচর না হয়, ক্ষতি 
কি! তোমার দেহের অঙ্গ সঞ্চালন তো প্রমাণ দিচ্ছে যে, তোমার মধ্যে রূহের 
অস্তিত্ব রয়েছে। 


"১, মছনবী, ৩০৫ পৃ. । 
২. । 


৪০৮ সংগ্রামী সাধকদের ইতিহাস 
AUB ৮০১০1 (15 ৯ HS PsA এ Sls HE 
৫ 0৬৯ SUE 31 এজ] + ০৮৯১ লহ ও টি 0 ৩ 
“যদিও সেই আসল সত্তা তোমার দৃষ্টিগোচর হচ্ছে না, কিন্তু তার নিদর্শনাদির 
প্রকাশ থেকে তুমি তাকে চিনে নিতে পার। 
আত্মার (প্রাণের) কারণেই শরীর নড়াচড়া করে, কিন্তু আত্মার দেখা পাওয়া 
যায় না। তবে শরীরের অঙ্গ সঞ্চালন থেকে তুমি আত্মার সন্ধান পেত পার ।৯ 
ফলোৎপাদকের জন্য ফল থেকে এবং শিল্পীর জন্য শিল্প-কর্ম থেকে বড় প্রমাণ 
আর কি হতে পারে? সূর্যের অস্তিত্ব প্রমাণের জন্য সূর্য-রশ্ির চেয়ে বড় প্রমাণ আর 
কি হতে পারে? a K 
km Sl ১৪১ 4Sj2 + FL all ASUS এস 

সূর্যের অস্তিত্‌ প্রমাণের জন্য তার বিচ্ছুরিত কিরণের চাইতে বড় প্রমাণ আর 

নেই।২ 

গোটা সৃষ্টিজগতই সগর্বে তার সৃষ্টিকর্তার অস্তিত্বের ঘোষনা দিচ্ছে। 
সৃষ্টিজগতের প্রতিটি বন্তুই নিজস্ব চৌহদ্দির মধ্যে বৃত্তাবদ্ধ । গ্রহ-নক্ষত্রের চক্রাকারে 
পরিভ্রমণর একটা সুশৃঙ্খল নিয়ম-নীতি আছে, আছে চন্দর-সূর্যের জন্য একটা 
বিধিবদ্ধ মূলনীতি ও এক সুশৃঙ্খল কানুন ৷ সঞ্চারণশীল মেঘমালাও বন্নাহীন নয় 
যে, যেদিকে চাইবে ছুটে চলবে । তার জন্যেও রয়েছে নির্ধারিত নিয়ম । এই 
সুশৃঙ্খল নিয়ম-বিধি ও বিন্যাস পরিষ্ার প্রমাণ দিচ্ছে যে, গোটা সৃষ্টি জগতের 
ওপর একজন মহামুষ্টা, মহাবিজ্ঞ নিয়ন্ত্রক আছেন। সৃষ্টি জগতের কিছুই তার 
নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে না, তীর নিয়ম লঙ্ঘন করতে পারে না। 

০১ ০২১৫ ৮৪ ০০৯১ SILAGE ee IU ৮৪০৩ Sm OSS 
যদি তুমি তকদীরে ইলাহীর সুশৃঙ্খল নিয়ম-নীতি দেখতে না পাও তাহলে 
সৃষ্টিজগতের মৌলিক উপাদানসমূহের ভেতর সক্রিয় ও গতিশীল শক্তি লক্ষ্য 
কর। 
চন্ত্র-সূৰ্য একই যাতার দুটি পাতামাত্র যা একটি খুটাকে কেন্দ্র করে আবর্তিত 
হচ্ছে এবং পরষ্পর পরম্পরকে আকর্ষণ করছে। 
নক্ষত্ররাজিও তাদের গতিশীলতার কক্ষে বন্দী; এভাবে তারা ভালমন্দ ও 
সৌভাগ্য-দুর্ভাগ্যের বোঝা বহন করে চলেছ। 


১. মছনবী, ৩০৫ পৃ. । 
২. শর, 


| মাওলানা জালালুদ্দীন রূমী রে) ৪০৯ 
মেঘের ওপরও বিদ্যুতের কোড়া লাগানো হচ্ছে; (যেন কেউ বলছে) খবরদার! 
এভাবে চল, ওভাবে নয়। 

(যেন আরও বলছে) অমুক উপত্যকায় মুষল ধারে বর্ষণ কর-এদিকে নয়; 

অবাধ্যতার ক্ষেত্রে তাকে কান মলে দিয়ে বলা হচ্ছে, শোন।১ 

মওলানা বলছেন, এই সৃষ্টিজগতকে এর মহাত্রষ্টা নিজের কল্যাণ কিং 
উপকারার্থে সৃষ্টি করেননি; বরং এসব তিনি মানুষের ফায়দা এবং তারই উন্নতির 
জন্য পয়দা করেছেন৷ এভাবে তিনি জগৎ সৃষ্টির যৌক্তিকতা, যাকে নিয়ে দার্শনিক 
ও মুতাকল্তিমীন পেরেশান, অত্যন্ত চিত্তাকর্ষক ভঙ্গীতে বর্ণনা করেছেন। এর 
ভেতরও তীর আনন্দময়তা ও প্রফুল্লচিত্ততার ছাপ সুস্পস্টরূপে প্রতিভাত হয়েছে। 

ES es ৩৯ ০08১৪ ৩৯ 0 ২৫1১৮৮৮০৭০৪ > 45৮০ poi ০৫ 

পয়গম্বর “আলায়হি'স-সালাতু ওয়া”স-সালাম বলেছেন £ আল্লাহু তা'আলা 

বলেন, ‘গোটা বিশ্ব সৃষ্টির পেছনে আমার লক্ষ্য ইহ 'সান (অনুগ্রহ) ছাড়া অন্য 

কিছু ছিল না। 

‘আমি এ জন্য সৃষ্টি করলাম যাতে তারা আমা থেকে উপকৃত হয়, যাতে তারা 

আমার (অনুগহরূগী) মধু দ্বারা তাদের হাত পূর্ণ করে। 

‘সৃষ্টি থেকে আমি কল্যাণপ্রাপ্ত হই কিংবা কোন উপকার লাভ করি, এ জন্য 

আমি মখলুকাত সৃষ্টি করিনি; কিংবা আমার খোরপোশের ব্যবস্থা করবার 

জন্যও আমি এসব সৃষ্টি করিনি।২ 

“কোনরূপ ফায়দা লাভের উদ্দেশ্যে আমি মখলুকাত সৃষ্টি করিনি, বরং বান্দাহ্‌র 

ওপর আমার অনুগহ প্রদর্শনের নিমিত্তে আমি এ সব সৃষ্টি করেছি।' 


নবৃওত এবং আধিয়া-ই-কিরাম আট 

আধ্বিয়া “আলায়হিমু'স-সালাম-এর পরিচয় তিনি দিয়েছেন স্বয়ং তাদের মুখ 
দিয়েই এবং বলেছেন ঃ তাঁরা আল্লাহ্‌ কর্তৃক প্রেরিত মানব সমাজের চিকিৎসক 
সম্প্রদায় এবং তীরা হৃদয়ঘটিত তথা আত্মিক রোগের ডাক্তার । একজন ডাক্তার 
রোগীর নাড়ী থেকে তার হৃদয় মূলে পৌছুবার চেষ্টা করেন। পক্ষান্তরে আধ্বিয়া-ই 
কিরাম সরাসরি হৃদয়মূলে গিয়ে উপনীত হন! শারীরিক সুস্থতা রক্ষার জন্য 
একজন ডাক্তার জোর দেন, কিন্তু আহিয়া “আলায়হিযু*স-সশলাতু ওয়া*স- সালাম 
জোর দেন দিলের সুস্থতার ওপর, আমল-আখলাক তথা কর্ম ও চরিত্রের ওপর 


১. মছনবী, ৫১৩ পৃ.; ২. এ ১৫৯ পৃ. । 


৪১০ 


সংরামী সাধকদের ইতিহাস 


এবং এর সংস্কার ও ভারসাম্য বজায় রাখার ওপর। 
মছনবীর ভাষায় 8৪ :/21৯ ০৯৩ 45315431533 ০৩৮5১৫৮5155 032515 


আমরা, আহিয়া “আলায়হিমু*স-সালাম, দিলের চিকিৎসক এবং আল্লাহ্‌ জাল্লা 
জালানুহুর শাগরিদ; লোহিত সাগরও আমাদের দেখে ফুলে উঠেছে। 

দেহের চিকিৎসকরা হচ্ছেন ভিন্ন লাইনের লোক; তারা তো নাড়ী টিপে টিপে 
হৃদয়কে দেখেন (হৃদয়ের অবস্থা জানার চেষ্টা করেন)। 

আর আমরা কোনরূপ প্রতিবন্ধকতা কিংবা মাধ্যম ছাড়াই সরাসরি হৃদয়কে 
দেখি; দূরদর্শিতার ক্ষেত্রে আমাদের স্থান অনেক উর্ধে । 

বস্তু জগতের চিকিৎসকরা ফলমূল ও খাদ্যাদির চিকিৎসক; তাদের দ্বারা 
পাশবিক আত্মা (প্রাণ) শক্তিশালী ও ম্যরুত হয়। 

তারা কথা ও কর্মের চিকিৎসক; আর আমাদের ওপর সেই মহান সত্তার 
আলোক থেকে কথা নিক্ষিপ্ত হয় (অর্থাৎ নবীগণ আল্লাহ কর্তৃক নির্দেশপ্রাপ্ত 
হয়ে থাকেন)। 

(বলা হয়) তোমাদের জন্য এই কাজ উপকারী আর এঁ কাজ সত্যের 
আলোকোজ্জ্বল পথ থেকে তোমাদের বিচ্ছিন্নকারী । 

এ ধরনের কথা তোমাদের সম্মুখে বাড়িয়ে দেবে আর এঁ ধরনের কথা 
তোমাদের জন্য ক্ষতিকর । 

এভাবে সব ভাল-মন্দ আমরা তোমাদের দেখিয়ে দিই এবং সে সবের 
সীমারেখাও নির্ধারণ করে দিই। 

জাগতিক চিকিৎসকদের কাছে গন্ধ (সুগন্ধ অথবা দুর্গন্ধ) দলীল হিসাবে 
বিবেচিত হয় আর আমাদের (আধিয়া-ই-কিরামের) কাছে দলীল হ'ল, 
আল্লাহ্‌র ওয়াহী (প্রত্যাদেশ)।১ 

নবুওতের সপক্ষে দলীল-প্রমাণ পেশের ক্ষেত্রে বুদ্ধিবৃত্তিক যুক্তি-প্রমাণ পেশের 


পরিবর্তে তিনি সাধারণত আনন্দ (০৪53) ও প্রেমময় যুক্তির অবতারণা করেছেন। 
তিনি বলেন, পয়গস্থরদের প্রতিটি কমনীয় ভঙ্গী বলে দেয় যে, তিনি একজন নবী । 
তাদের আপাদমস্তক মু‘জিযামণ্ডিত হয়ে থাকে । দর্শকের জন্য (তবে শর্ত এই যে, 
তাদেরকে হিংসা ও অহঙ্কার থেকে মুক্ত থাকতে হবে) তীরা নিজেরাই তাদের 
নবৃওতের পক্ষে দলীল হয়ে থাকেন। এ কারণেই হযরত “আব্দুল্লাহ ইবৃন সালাম 
(রো) বিশ্ব সৌন্দর্যের আধার নবীয়ে আখির-ই'য-যামানের নিষ্পাপ ও কমনীয় 


১. মছনবী, ২৫০ পৃ. । 


মাওলানা জালালুদ্দীন রূমী (র) ৪১১ 


সুখশ্রী দর্শনে স্বতঃস্ফূর্ত কণ্ঠে বলে উঠেছিলেন : 3 4৯৬১০৪1৬৯11 
আল্লাহ্র কসম করে বলছি, এ কোন মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। 
০:৪৮ sj eye 9131 53০ TF Smal ১১০ 15 5805 AS AS ০৯ ০৪ ৩৭ 
যার দিলে জ্ঞান ও বুদ্ধিবৃত্তির স্বাদ রয়েছে, তার জন্য পয়গন্বরীর আওয়াজের 
বাদ্য যু‘জিযা বিশেষ (অর্থাৎ নবীর আওয়াজ কানে যেতেই সে নেচে ওঠে)। 
তিনি (মওলানা রূমী)বলেন, পয়গন্ধর এবং উদ্মাহ্‌র সুস্থ বিবেক ও অন্তর- 
মানসের মধ্যে এমনই এক যোগসূত্র রয়েছে যে, পয়গন্থর যা কিছুই বলেন_ 
উম্মাহর বিবেক তাতেই 1৪... 91:০1 (আমরা বিশ্বাস করলাম ও সত্য বলে মেনে 
নিলাম) বলে সায় দেয়। উন্মাহ্র বিবেক-বুদ্ধি ও অন্তর-মানস পয়গন্বরের প্রতিটি 
আওয়াজে হর্ষোৎফুল্প হয়ে ওঠে আর তা এ জন্য যে, সেই আওয়াজ এত 
চিত্তাকর্ষক, নিফলুষ ও অসাধারণ হয় যে, এর ভেতর এবং অন্য আওয়াজ ও 
আহ্বানের ভেতর কোন সামঞ্জস্যই খুঁজে পাওয়া যার না। তিনি বলেন : 
ES ০৬৯93১55৭০৭ UL + এ SSL 9452 31 এ UF 
0 ৩৯৬৭ SAL aint ms 3৭ একী IS ৩15৪3 ০০ এ 
০৪ ০৪১1 ০৯৮৬৯ 023 ৩1 ৮ ৮৯৮৪ 9151 ৪ 31 ৯৪০৪ ০1 
পয়গম্বর যখন বাইরে থেকে আওয়াজ দেন তখন উম্মাহর প্রাণ ভেতরে 
সিজদায় পতিত হয়। 
রূহ" (আত্মা)-এর কান কখনো কারো থেকে এ ধরনের আওয়াজ আর 
ইতোপূর্বে শোনেনি, তাই 
এই অসাধারণ উম্মাহ এই একক অশ্রুতপূর্ব আওয়াজে তন্ময় হয়ে আল্লাহ্‌র 
মুখে এই আওয়াজ শুনতে থাকে _ > ৮% _অর্থাৎ বান্দা, আমি তোমার 
নিকটেই অবস্থান করছি।১ 
তিনি বলেন, শ্রোতার পক্ষে পয়গন্রের সত্যতার সপক্ষে সাক্ষ্য দেবার জন্য 
বাইরের কোন দলীল-প্রমাণের প্রয়োজন নেই। তার কথিত উক্তি কেবল উক্তিই 
নয়, দাবিও বটে, প্রমাণও বটে। গোটা বিশ্বজগতের ব্যবস্থাপনা এর ওপরই 
প্রতিষ্ঠিত। পিপাসার্ত ব্যক্তিকে (যদি সে প্রকৃতই পিপাসার্ত হয়) যখন পানির জন্য 
ডাকা হয় তখন সে পানির জন্য প্রমাণ চায় না। শিশুকে মা যখন দুধ পান করাতে 
চায়, তখন সে প্রমাণের অপেক্ষায় হাত-পা গুটিয়ে বসে থাকে না। আস্থা স্থাপন 


এবং কদম বাড়াবার জন্য মিষ্টি ডাক ও ভালবাসাই যথেষ্ট । 
১০৪ ০০ COED ০০৯ SE ALE ওঠ ভিন ০৬1১ ২৯৪৪ 


১. মছনবী--১৮০ পৃ. । 


৪১২ সংগ্রামী সাধকদের ইতিহাস 


কোন পিগাসর্তি লোককে যখন তুমি তাড়াহুড়ো করে বল যে, পাত্রে পানি 

আছে, যাও! তাড়াতাড়ি পান করে এস; 

পিপাসার্ত ব্যক্তি কি তখন বলে, কৈ; কে HR cn কথতো কেবন 

মুখের । অতএব ওহে প্রতারক: যাও, আমার কাছ থেকে সরে যাও (অর্থাৎ 

পিপাসার্ত ব্যক্তি পানির জন্য সন্ধানদাতার নিকট প্রমাণ দাবি করে না)। 

দুপ্ধপোষ্য শিশুকে তার মা যখন সোহাগ ভরে ডেকে বলে, বাছা আমার! এস, 

আমি তোমার মা ভাকছি; 

শিশু কি তখন বলে যে, মাতা! তুমি যে আমার সত্যিই মা- আগে তার প্রমাণ 

দাও যাতে করে তোমার দুধ পান করে পূর্ণ তৃপ্তি পেতে পারিঃ১ 

মওলানার মতে, মু‘জিযা দ্বারা ঈমান লাভ ঘটে না অর্থাৎ মু'জিযা ঈমান 
লাভের মাধ্যম নয়। এটা জরুরী নয় যে, কেউ খুজিযা দেখে ঈমান আনবেই। 
আর বাস্তবে ঘটেছেও তাই । মু‘জিযা দেখে ঈমান এনেছে এমন লোকের নাম 
সীরাত গ্রন্থসমূহে খুব কমই পাওয়া যাবে। প্রখ্যাত সাহাবীদের তালিকায় তাদের 
নামই পাওয়া যায় যারা স্বয়ং হুযুর আকরাম সাল্লাল্লাহু “আলায়হি ওয়া সাল্লামকে 
দেখেই ঈমান এনেছিলেন, আর প্রকৃত ঈমান বলতে যা বোঝায় তা তো তাদেরই 
ছিল! মওলানা বলেন, মু'জিা প্রদর্শন করা হয় প্রতিপক্ষকে পরাভূত করতে, 
লা-জওয়াব বানাতে । আর যারা পরাভূত হয় কিংবা হেরে যায়, যারা (তর্কে) 
নিরুত্তর হয়ে যায়- তারা কদাচিত মিত্র ও জীবন উৎ্সর্গকারী বন্ধুতে পরিণত হয়৷ 
আকৃষ্ট করবার এবং চিরতরে বন্দী করবার আসল বস্তু তো পারস্পরিক সম্বন্ধ ও 
সহজাতিত্ব । মওলানার ভাষায় : 


55০০ PE ES Sis লিউ 7 Sly অল 0 2S 
El ০5০৯ ০৩ Eis লট + এ ৯৬০ Pri ০ 31 Sl 
2১ ৩০৫ ৩ এই 55০৫ এ Emmys + ah তন Lal ০৪৩ ০54০৫ ০৪ 


মু'জিযা কখনো ঈমান লাভের কারণ হয় না; বরং রসূল ও উন্মাহ্র ভেতরকার 
সহজাতিত্‌ ও শ্রেণীগত সম্পর্কের মিলই নবুওয়তের গুণাবলীকে আত্মস্থ করে। 
ঘু'জিযা, সেতো দুশমনকে পরাভূত করবার জন্যে; বন্ধুর দিল্‌ হরণ করবার 
জন্য তা সম শ্রেণীর হওয়াই যথেষ্ট । 

বন্ধুকে নয়; বন্ধুকে কে কবে গলায় দড়ি বেঁধে টেনে নিয়ে যেতে দেখেছে 
(বন্ধুকে তো কেবল হৃদয়ের আকর্ষণের জোরেই টানা যায়)!২ 


১. মৃছনবী। 
২. এ, ১৮০ পৃ-। 


মাওলানা জালালুদ্দীন রামী রে) ৪১৩ 


আনহ্বিয়া-ই কিরামের আলোচনায় তিনি বলেন, তারা প্রেম ও সম্মানের ক্ষেত্রে 
অত্যন্ত ঈর্বাবিত ও আত্মমর্যাদাবোধসম্পন্ন (১1, ১২) হয়ে থাকেন। তাদের থেকে 
কিছু পেতে হলে শর্ত এই যে, আদব ও বিনয়ের সঙ্গে প্রার্থনা জানাতে হবে । তীরা 
শাহী মেযাজের অধিকারী হয়ে থাকেন। তীদের পদমর্যাদার অবস্থা এই যে, তাঁরা 
বলবেন, আর অন্যেরা শুনবে। এ ক্ষেত্রে কোনরূপ আপত্তি উত্থাপন কিংবা 
প্রতিবাদ জ্ঞাপন এবং বিবাদ-বিসম্বাদে লিপ্ত হওয়া বঞ্চনার পথ প্রশস্ত করারই 
নামান্তর । 
মওলানার ভাষায় : 

১৬২, ১৪ বরই 49085405931 ৮ ০৬০০ এ ৩৭০] ৯105 ০1 ০1১ ES 
সত্যের হাজারো প্রার্থী হোক এবং একজন অনাগ্রহী, সেখানে রসুলের পয়গাম 
পৌছাতে প্রতিবন্ধকতার সৃষ্টি হবেই ।১ 
এই দিলের পয়গান্ধররা, যীরা রহস্যের কথা বলেন, ঠিক সেরূপ মনোযোগী 
শ্রোতা চান যেমনটি ইসরাফীল শিঙ্গা নিয়ে অপেক্ষারত আছেন। 
এঁরা রাজা- বাদশাহর মতই আত্মমর্যাদা ও আত্মগৌরবের অধিকারী; তারা 
দুনিয়ার মানুষের (শুধুমাত্র) আনুগত্য প্রত্যাশা করেন! 
যতদিন পর্যন্ত তুমি তীদের প্রতি যথাযোগ্য সম্মান ও আদব না দেখাবে, 
ততদিন কি করে তীদের রিসালত থেকে উপকৃত হবে?২ 

এক 0152113 05355 অর 4 aig এল ভাগই রড 90৪ ০ ০৪ 

». যে সে লোকের আদব কি করে এই সব রসূলের পছন্দ হবে? তারা তো এক 
মহাসচিবালয় (দফতরে ইলাহী) থেকে এসেছেন তৌরা তো কোন মা'মুলী 
লোকের দূত নন)।৩ 

পরকাল 
মওলানার মতে, মৃত্যু প্রকৃত জীবনারন্তের ভূমিকা এবং মানুষের উন্নতির 

সোপান । ধ্বংস ব্যতিরেকে লোকালয় গড়ে ওঠা সম্ভব নয়; মাটি খনন করলেই 
কেবল মহামূল্য খনিজ সম্পদ লাভ করা যায়। নির্মিত ঘরবাড়ি যখন ধ্বংসস্তূপে 
পরিণত হচ্ছে- তখন জেনে রাখ, পুনর্বার এগুলো আবাদ করবার উপায়-উপকরণ 
তৈরি হচ্ছে। 

১.মুনহী। 

উস 


৪১৪ 


সংগ্রামী সাধকদের ইতিহাস 
506 0145210১125 ২৯৪ + SS 01০৪৩ 15 ৪ ৯৪ 
১০ ১৬৯৮০ ১০59৮১১3৬৯5) 5 ডে 2 CE 0183 3 

প্রকৃত বাদশাহ্‌ই দেহের প্রাণকে ধ্বংস করেন; অতঃপর তা পুনরায় আবাদ 
(সজীব) করেন। 
স্বর্ণ-রৌপ্য ও মূল্যবান খনিজ সম্পদ বের করবার জন্যই তিনি ঘরকে ধ্বংস 
করেছেন। অতঃপর এই সম্পদ দ্বারাই তিনি পূর্বের চাইতে অধিক সুন্দর করে 
সৃষ্টি করবেন।১ 
মাটির দেহের এই পরাজয় এক বিরাট নির্মাণ কাজেরই আলামত । ফুলের 


কলি ফুটলেই ধরে নিতে হবে যে, ফলও শিগগির আসছে। 


LS ০৪ ১৭ 00৯ SALE 05 ACY ক LS ০৭ 2৩৪০ ০০৯৪০ US ৩ 
যখন ফলের আবরণ খসিয়ে দেওয়া হয় তখন ফল মাথা বের করবেই; যখন 
মাটির দেহের পরাজয় ঘটে (অর্থাৎ দেহধারী মানুষের যখন মৃত্যু হয়) তখনই 
প্রাণের স্পন্দন জাগে ।২ 

তিনি অসীম ক্ষমাশীল দাতা, প্রকৃত দানশীল। তিনি জীবনের ন্যায় 


মহামূল্যবান সম্পদ দান করে কি করে তা চিরতরে ছিনিয়ে নিতে পারেন! অতএব 
তোমাকে বুঝতে হবে, তিনি এই ক্ষীণ ও দুর্বল প্রাণ নিয়ে এক অনন্ত জীবন দান 
করতে চান। তিনি একে মাটির আধার থেকে বের করে সেই নে“মতই দান করতে 
চান যা মানুষের কল্পনারও অতীত ৷ 


৪৭ - ০৪ আব le ১৯৯ 2৩ পল ৩০ ও ০7০ YL 
(জান্নাতের নে'মতরাজি এমন) যা কোন চোখ দেখেনি, কোন কান শোনেনি 
এবং কোন মানুষের কল্পনায়ও আসেনি । -আল হাদীছ; 

LAS লক ৩৪১৪ ও ৬৪ apn + LES ৪২০০০৪৯4৪৪৫ 1 ০৪ ঢা 

০৯১ 01৭5 ES ০০৪ ২০৭ + aA ৩ ১৮৯৩ ২০০১০ ৩৮৯ 55 
যাকে এমন এক মহান বাদশাহ মেরে ফেলেন (জেনে রেখ), তাকে শাহী 
তখ্‌তে উপবেশন এবং সর্বোত্তম মর্যাদায় ভূষিত করবার জন্যই নিজের কাছে 
টেনে নেন (অর্থাৎ এই মৃত্যু উৎকৃষ্ট জীবনের সিড়ি মাত্র)। 


সেই হাকীকী বাদশাহ অর্ধেক প্রাণ নেন এবং শত প্রাণ দান করেন এবং এমন 
১:০7 


মাওলানা জালালুদ্দীন রুমী (র) 2 Gg 


উন্নতির সর্বোচ্চ সোপানে আরোহণের জন্য ধ্বংস ও বিলুপ্তি অপরিহার্য ৷ 
শ্লেটের পূর্বেকার লিখন বা অংকন না ধুয়ে, লা মুছে কেউ কি ভাতে নতুন লেখা 
লিখতে পারে? মাটি খুড়ে গর্ত করে সে গর্তের মাটি ভেতর থেকে সরানো 
ব্যতিরেকে কি পাতালের পানি বের করা যায়ঃ লিখবার জন্য মানুষ সাদা কাগজ 
এবং বপন করবার জন্য ঘাস-জঙ্গলবিহীন আগাছামুক্ত পরিষ্কার জমিরই খোঁজ 
করে। ০৮৮০০ AS এ ape ISPS লও a আন ৭৩115 0৯1 

আরে বেওকুফ! কেউ যখন লিখতে চায় তখন আগে ভাগে শ্রেটটা ধুয়ে-মুছে 

পরিষ্কার করে নেয়; এরপরই না তার ওপর নতুন অক্ষর লিখতে শুরু করে। 

ধোয়া-মোছার সময় শ্লেটের খাবড়ানো উচিত নয়; বরং তার মনে করা 

দরকার যে, তাকে আর একটি নতুন দফতরে রূপায়িত করা হচ্ছে। 

যখন তোমাদের ঘরের নতুন ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় তখন আগেকার 

ভিত্তিকে তুলে দেওয়া হয়! 

যমীনের বুক চিরে যদি সুপেয় পানি বের করতে হয় তাহলে প্রথমে ওপরকার 

কাদা উঠিয়ে ফেলতে হয় ।১ 

কোন জরুরী কথা লিখতে গেলে এমন কাগজ তালাশ করা হয় যার ওপর 

কিছু লেখা হয়নি এবং যা সাদা শুভ্র; অনুরূপভাবে কোন জমিতে বীজ বপন 

করতে চাইলে আগাছামুক্ত জমিতেই তা করা হয়। 

অস্তিত্হীনতা ও শুন্যতাই অস্তিত্বের অধিকার জন্মায় এবং স্রষ্টার রহমতের 
দরিয়ায় উত্তাল তরঙ্গের সৃষ্টি করে। দানশীল দানের জন্য অনুগহত্রার্থী নিঃস্ব 
ফকীরকেই বাছাই করে। 

Aga 4591 ১৪৪৪ ১৪ 01515405 + ১৬০ 0135 5৪ 945] ০৮০৮৯ 
অ্তিত্বিহীনতা থেকেই অস্তিত্বের প্রকাশ ঘটতে পারে; ধনবান লোকেরা 
নিঃস্ব-দরিদ্রের প্রতিই বদান্যতা প্রদর্শন করে। 
তুমি স্বয়ং নিজের অবস্থার প্রতিই গভীরভাবে লক্ষ্য কর। তুমি বরাবরই 

ক্রমোন্নতির সোপানগুলো ধাপে ধাপে অতিক্রম করে এসেছ এবং ভাঙাগড়ার এই 
কার্যক্রম বরাবরের মতই অব্যাহত রয়েছে । তোমরা অন্তিত্রে একটি জামা ' 
(খোলস) খুলেছ এবং অপরটি পরিধান করেছ; একটি 'ফানা” (ধ্বংস) থেকে 
তোমরা বাকা’ স্থিত) লাভ করেছ। যদি তোমরা প্রথম অবস্থায় থাকতে তাহলে 


১. মছনবী-১০ পৃ! 


৪১৬ সপ্ামী সাধকদের ইতিহাস 


“এই উন্নতি ও পরিপূর্ণতা কোথা থেকে লাভ করতে? তোমরা কাদা-পানির ভেতর 

বন্দী থাকতে; এখন তোমরা উন্নতির চূড়ান্ত ও শেষ সোপানে পৌছতে ঘাবড়াচ্ছ 
কেন? তোমাদের উড়ন্ত রূহ" অস্থায়ী উপাদান সম্ভূত এই বন্দীশালা থেকে বের হতে 
ভয় পাচ্ছেই বা কেন? 

1১ ০ হা ১০৪০ (33 ১৯ ৮ শা SA JIS 9৩৩ ০131 ও 
যেদিন তুমি অস্তিত্বের মধ্যে এলে সেদিন নিশ্চয়ই আগুন, মাটি অথবা বাতাস 
ছিলে। 
যদি তুমি এই অবস্থায়ই থাকতে তাহলে তোমার আজকের এ উন্নতি ও 
পরিপূর্ণতা লাভের সুযোগ কি করে আসত? 
পরিবর্তিত অস্তিত্ব থেকে সেই প্রথম অস্তিত্ব চলে গেল; অতঃপর সে স্থলে 
নতুন অস্তিত্বের ভিত্তি স্থাপন করা হ'ল । 
হে যুবক! সমগ্র অস্তিত্বের আবির্ভাব সে তো শূন্যতা থেকেই (ফানা' থেকেই 
“বাকণ'র আবির্ভাব); অতএব তুমি এই ‘ফানা’ (মৃত্যু) থেকে কেন মুখ 
ফেরাতে চাও? 
ওহে মিসকীন! এই সব ধ্বংস (যা তোমার দেহে ক্রমান্বয়ে প্রতিফলিত 
হয়েছে) তোমার জন্য কবে ক্ষতিকর হ'ল যে, এই ধংস (মৃত্যু) থেকে বেঁচে 
থাকার জন্য তুমি এত বেশি মনোযোগী হয়েছ?” 
মৃত্যু আসলে মৃত্যু নয়, জীবনের সূচনা মাত্র। মৃত্যুর দিন মুমিনের জন্য 

শোকের সন্ধ্যা নয়; বরং "ঈদের সুবহে সাদিক। 
০০৪৫ আরে SSL ০৪৩ ৯১ LIF TF Al এ ০৭ ০০ Sa pag 2 
আমি বহু পরীক্ষা করে দেখেছি, জীবনের মাঝেই আমার মৃত্যু; এই জীবন 
থেকে যখন অবসর মিলবে তখনই আমি চিরস্থায়িত্‌ লাভ করব ।২ 
“আরিফের মৃত্যুকে সাধারণের মৃত্যুর সঙ্গে তুলনা করা ঠিক নয়। কেননা 
“আরিফ এই নশ্বর পৃথিবী থেকে বিদায় নিতে আদৌ দুঃখিত কিংবা চিন্তিত হন না; 
বরং মৃত্যু তার জন্য এক সুসংবাদ এবং মৃত্যুর দমকা বাতাস তার অনুকূলে এক 
বসন্ত সমীরণ ৷ “আদ জাতির ওপর যে ধ্বংসাত্মক বায়ু প্রবাহ চালনা করা হয়েছিল 
| তা হযরত হুদ (আ) ও তীর সঙ্গীদের জন্য ছিল আরামদায়ক প্রভাত মলয় । 


১. মছনবী, ৪১০ পৃ. । 
২. ও, ২৭৬ পৃ. । 


মাওলানা জালালুদ্দীন রূমী রে) ৪১৭ 
১০০০ ভা ৮15 আন এ PAF 32544 ০৮ ০১০৬৯ ০০৫ ১৬৯ 
হুদ (আট ঈমানদারদের চারপাশে একটি সীমারেখা টেনে দিয়েছিলেন; ‘আদ 


সম্প্রদায়ের উপর প্রবাহিত গযবী হাওয়ার গতি উক্ত সীমারেখায় পৌছে শ্রথ 
হয়ে গিয়েছিল। 

০4৩৭ Ee GE ০৯৬৯ ও AT UL LL ০৯1 এ এপি 
ঠিক তেমনি মৃত্যুর হাওয়া 'আরিফ (আল্লাহ প্রেমিক, পূণ্যবান ব্যক্তিদের 
জন্য কুসুম কাননের প্রভাত সমীরণের ন্যায় কোমল ও আরামদায়ক হয়ে 
থাকে। 


জবর ও এখতিয়ার (বাধ্যতামুলক ও ইচ্ছামুলক) 

জবর ও এখতিয়ার-সংক্রান্ত বাহাছ (আলোচনা ও তর্ক-বিতর্ক) কালাম 
শাস্ত্রে কঠিনতম বাহাছসমূহের অন্যতম । একদল এখতিয়ার (অর্থাৎ মানুষের 
স্বাধীন ইচ্ছাশক্তি আছে, আর এই স্বাধীন ইচ্ছাশক্তি মানুষকে দেওয়া হয়েছে বলেই 
সে ভাল কাজের জন্য পুরস্কৃত এবং মন্দ কাজের জন্য তিরস্কৃত ও শাস্তিযোগ্য 
হয়)-কে অস্বীকার এবং জবর (অর্থাৎ মানুষ স্রষ্টার হাতের অসহায় পুতুল মাত্র, 
তার নিজস্ব সত্তা কিংবা ইচ্ছাশক্তি বলতে কিছু নেই)-কে সমর্থন করে। 
মুসলমানদের ‘আকীদা ও ফেরকার ইতিহাসে এরাই জাবারিয়া ফেরকা নামে 
মশহুর। মওলানা রূমী বলেন, মানুষ যদি কেবল অসহায় হ’ত এবং স্বাধীন সত্তা ও 
ইচ্ছাশক্তি বলে কিছুই যদি তার না থাকত- তাহলে আল্লাহ্‌র পক্ষ থেকে শর'ঈ 
বিধানের ক্ষেত্রে আদেশ-নিষেধের ব্যাপারে সে সম্বোধিত হস্ত না এবং শরীয়তের 
নানা হুকুম-আহকামের প্রতি তার মনোনিবেশেরও প্রয়োজন পড়ত না। কেউ কি 
কখনো কোন পাথর খণ্ডকে আদেশ-নির্দেশ দেয়? 

০৭ LBS 4৮টি 023 St এনা ক Sly গাঁও ৩ PAS ০৪৬৫ ০১৪০৪ 
১৪৭ ২৫1১ ০৭ ১১ ০৮৮ 045৫ ১৭1 ক ০353 ও Sl ১৬ ০০1 ০1০৪ কী 

জাবারিয়া মতবাদ বলে, শর“ঈ আদেশ-নিষেধ যথার্থ, কিন্তু বান্দার এ 

ব্যাপারে কোন এখতিয়ার নেই । তাদের এ কথা ভ্রান্ত! 

সমগ্র কুরআন মজীদ আদেশ-নিষেধ এবং ভাল কাজের কঠোর তিরক্কার ও 

সতর্ক বাণীতে পূর্ণ; (মানুষ যদি প্রস্তুরবৎ নিশ্চল ও চলত্শক্তিহীন অসহায় 
৯. মছনবী, ২৫ পৃ. । পু 
সংগ্রামী সাধকদের ইতিহাস-(১ম)-২৭ 


৪১৮ সংগ্রামী সাধকদের ইতিহাস 


মাত্র হয় তবে) কে কবে মর্মর পাথরকে কোন কিছু করার নির্দেশ দিতে 

দেখেছে।১ 

মওলানা বলেন, এখতিয়ার-এর ‘আকীদা মানুষের প্রকৃতিতে অনুপ্রবিষ্ট এবং 
মানুষ তার দৈনন্দিন এই “আকীদার প্রতি ইক'রার তথা স্বীকৃতি এবং জাবারিয় 
“আকীদার প্রতি ইনকার তথা অস্বীকৃতি জ্ঞাপন করে থাকে । কারো মাথার ওপর 
যদি ছাদের কড়ি কাঠ গিয়ে পড়ে তবে সে ছাদের ওপর রাগ দেখায় না, প্লাবন 
এসে ঘরের আসবাব ও তৈজসগত্র ভাসিয়ে নিয়ে গেলে এ জন্য কেউ কোনদিন 
গ্রাবনের ওপর ক্রোধান্বিত হয় না; কারো পাগড়ী যদি বাতাসে উড়িয়ে নিয়ে যায় 
তাহলে বাতাসের সঙ্গে সে বিবাদে লিপ্ত হয় না। সবাই জানে যে, এ সমস্ত জিনিস 
মজবুর ও বেকসুর । এ থেকে বোঝা যায় যে, একমাত্র মানুষই সাহিব-ই এখতিয়ার 
তথা স্বাধীন ইচ্ছাশক্তির মালিক। 

13521 SAT 25৫ Ul এ ই 42৯ ০১৪৮ ১০৪ 
যদি ঘরের ছাদ থেকে কোন কড়ি-কাঠ তোমার মাথায় খসে পড়ে এবং 
তোমাকে আহত করে তাহলে কি- 
ওঁ কড়িকাঠের ওপর তোমার কখনো রাগ হয়? তার সঙ্গে কি কেউ কখনে 
হিংসা কিংবা শক্রতায় লিপ্ত হয়? 
এই বলে যে, কেন এঁ কড়িকাঠটি আমাকে আঘাত করল এবং কেন আমা 
হাত ভাঙল কিংবা মাথা ফাটাল অথবা আমাকে চাপা দিল? 
কিন্তু যে কেউই তোমার দোষ-ক্রুটি প্রকাশ করতে চায়, তার ওপর তোমা 
হাজারো ক্রোধ ঝরে পড়ে। 
কিন্তু যদি প্লাবন এসে তোমার মালমাত্তা ভাসিয়ে নিয়ে যায় তাহলে প্লাবনে? 
ওপর কি তোমার ক্রোধ প্রকাশ কর? 
অথবা হাওয়া যদি তোমার মাথার পাগড়ী উড়িয়ে নিয়ে যায় তাহলে কি তু 
হাওয়ার সাথে শক্রতায় নেমে পড়? 
তোমার ভেতরের ক্রোধই তোমার এখতিয়ার-এর প্রমাণ দেয় যাতে তু 
মজবুর কিংবা মা'যুর (অসহায় অথবা অক্ষম) হবার দাবি না কর।২ 
তিনি আরও এক কদম অগ্রসর হয়ে বলেন, জীব-জন্তু পর্যন্ত জবর ও কদ: 

(ভাগ্য)-এর মসলা সম্পর্কে প্রকৃতিগতভাবেই ওয়াকিফহাল। তারাও বোঝে থে 


১. মছনবী, ৪৬১-৬২। ২. মছনবী-৪৬৩ পৃ. । 


মাওলানা জালালুদ্দীন রূমী (রর) ৪১৯ 


বিবিধ যন্ত্রপাতি ও জড়-বস্তুর কোন দোষ নেই৷ একটা কুকুরকে যদি পাথর মারা 
হয় তাহলে সে প্রতিশোধ গ্রহণের জন্য পাথরের ওপর ঝাঁপিয়ে পড়ে না; বরং যে 
পাথর মেরেছে তারই পিছু ধাওয়া করে। উষ্চালক লাঠি দিয়ে উটকে মারে, এ 
জন্য উট সেই লাঠির ওপর রাগান্বিত হয় না; সে উদ্চালক থেকে প্রতিশোধ গ্রহণ 
করতে চায়। পশু অবধি যখন এই সত্য সম্পর্কে অবহিত তখন মানুষের পক্ষে 
জাবারিয়াপন্থী হওয়া লজ্জাজনক বৈকি। 
নীট 93১ HIN GSN II লিউ পিসির an ০ ১৫ মই শি 

যদি তুমি কোন কুকুরের প্রতি পাথর নিক্ষেপ কর, তাহলে পাথর ছেড়ে সে 

তোমার ওপর ক্ষেপে যাবে এবং তোমাকেই ভাড়া করবে । 

যদি কোন উট্নচালক উটকে মারে তাহলে উট তার আঘাতকারীর প্রতিই 

মনোযোগী হয়। 

উটের রাগ সেই কাঠ্ঠখগুটির ওপর নয় যা দিয়ে তাকে আঘাত করা হয়েছে 

(কেননা কাষ্ঠখণ্ডটির নিজস্ব ইচ্ছাশক্তি নেই); অতএব উটের মত একটি পশুও 

বুঝতে পেরেছে যে, কে মালিক মুখতার আর কে মজনুর ও অসহায়! 

পশু বুদ্ধিও যখন ‘এখতিয়ার’ সম্পর্কিত বক্তব্য বুঝতে পেরেছে, তখন ওহে 

মানব বুদ্ধি! শরম কর, তুমি আর এমন কথা বল না । 

এ কথাতো একেবারেই পরিষ্কার । এতদসত্ত্বেও প্রভাতে সাহরী গ্রহণকারী 

দেখতে পেয়েও নিজের চোখ বন্ধ করে ফেলে। 

এ সময় তার পরিপূর্ণ মনোযোগ তো নিবদ্ধ থাকে রুটির দিকে; (তাই) সে 

আঁধারের দিকে মুখ করে বলে, এখনও দিনের আলো ফুটে ওঠেনি ।১ 


কারণ ও কার্ষকারণ 

কারণ ও কার্ষকারণ সম্পর্কে মুসলিম ফের্কাগুলোর মধ্যে চরম মতবিরোধ 
বিদ্যমান৷ পণ্ডিতমণ্ডলীর মতে, গোটা সৃষ্টিজগতে কারণ ও কার্যকারণের সিলসিলা 
কায়েম রয়েছে। আদি কারণ কখনো কারণ থেকে পেছনে অবস্থান করতে পারে 
না। সু'তাধিলারাও এ মতের দ্বারা অনেকখানি প্রভাবিত। তাদের প্রবণতাও 
এদিকে যে, যে জিনিসের যে বৈশিষ্ট্য, স্বভাব ও পরিচয় স্বীকার করে নেওয়া 


১. মছনবী- ৪৬৩ পৃ. । 


৪২০ সংগ্রামী সাধকদের ইতিহাস 


হয়েছে তার ভেতর পরিবর্তন ও পরিবর্ধনের সম্ভাবনা খুবই কম। এর ফলেই তারা 
খুবই অনীহা প্রকাশ করেন অস্বাভাবিক ও অত্যাশ্চর্য ঘটনার অস্তিত্ব স্বীকার করে 
দেখলে । অর্থাৎ কারণ ছাড়া কোন ঘটনা কিংবা দুর্ঘটনা ঘটাকে তারা অসম্ভব বলে 
মনে করেন। আশ'আরীপন্থিগণ এর ঠিক বিপরীত মত পোষণ করেন। তাদের 
মতে, কোন বস্তুই কোন বস্তুর কারণ নয়। কোন বস্তুর মধ্যে বিশেষ কোন স্বভাব 
বৈশিষ্ট্য ও কার্যকারিতা নেই। এ ধরনের ভারসাম্যহীন ও চরমপন্থী মতামতের 
ফলেই যে কোন লোকের যে কোন ধরনের কথা বলার এবং কার্যকারণকে সমূলে 
অস্বীকার করার একটা বাহানা মিলে গেছে। এর ফলেই মুসলিম বিশ্বাস জগতে 
এক ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি ও শুন্যতা সৃষ্টি হয়েছে। 

মওলানার মত এই দুই চরমপন্থী. মতামতের মাঝামাঝি । তিনি স্বীকার করেন 
যে, কার্ধকারণ কিংবা হেতুর একটি হাকীকত আছে এবং হেতু কিংবা কারণ ও 
আদি কারণগুলোর মধ্যে একটা ধারাবাহিকতা রয়েছে যা অস্বীকার করা অসম্ভব ও 
অযৌক্তিক। আল্লাহ্র সাধারণ রীতি এটাই যে, আদি কারণসমূহ কার্যকারণের 
অধীন হবে এবং বস্তু থেকে তার বৈশিষ্ট্যসমূহ বেরিয়ে আসবে । অবশ্য অত্যাশ্চর্য 
ও অস্বাভাবিক ঘটনা ঘটাও সম্ভব এবং কখনো কখনো এ ধরনের তৈত্যভূত) ঘটনা 
স্ঘটেও। তিনি বলেন : 


9০ ০৮৮ 505 এ ০৮৫ + 5৪০ এল Sl এ 


৮১৪ ০০৪০ ০৯ ১5৫ HUT ১০০৩ ১4৮১ dla ও ০৯ 
০০০০ 0139৮ আপি ০1১৪ 31 ২০১৬৪ + ০০১০৪ Jaga চি ১৯ ১৫ সিন 2 
অধিকাংশ অবস্থা স্বাভাবিক আইনানুষায়ী চলে; কখনো-সখনো কুদরত 
(আল্লাহ্‌র মহিমময় শক্তি) সে নিয়মের মধ্যে ব্যতিক্রম ঘটান (ফলে সেগুলো 
অতি অদভূত ও অস্বাভাবিক মনে হয়) ৷ 
তিনি আইন-কানুন এবং স্বাভাবিকতা নির্ধারণ করেছেন; অতঃপর ব্যতিক্রমী 
ও অত্যাশ্চর্য ঘটনাগুলোকে মুজিযা আখ্যা দিয়েছেন। 
যদি বিনা কারণে আমরা সম্মান লাভ করি (অর্থাৎ কারণের সঙ্গে আদি 
কারণসমুহের সম্পর্ক রয়েছে) তাহলে আল্লাহ্‌র মহিমময় শক্তি (কুদরত) 
কার্ষকারণকে আদিকারণ থেকে পৃথক করতে পারেন।১ 


১. মছনবী ৪২৭ পৃ 


মাওলানা জালালুদ্দীন রামী রে) '৪২১ 


সাধারণ মানুষ এসব কার্যকারণই দেখে থাকে এবং অন্য কিছু যে তাদের 
দৃষ্টিগোচর হয় না, সে জন্য তাদেরকে মা'যুর গণ্য করা চলে । 


54৪৩ 19 SAR G3 আক] + 0433s নন 5৭ বস 4৭৬ 


সংক্ষিগু-সার এই যে, তোমরা কার্যকারণের জটিলতার মাঝে নিক্ষিপ্ত হয়েছ; 
আর একেই তোমরা ‘জবর’ ও অসহায়ত্ব মনে করছ।১ 

তিনি বলেন, কার্যকারণকে অমূলক ভাবা সমীচীন নয়; কারণ বা হেতুরও 
একটি হাকীকত আছে। কিন্তু যিনি সুসাব্বিরু'ল-আসবাব বা সমস্ত কারণের আদি 
কারণ তথা মহাত্রষ্টা- তীর হাকীকত এর চেয়েও উর্ধ্বে । তিনি মুসাব্বিবু'ল- 
আসবাব, রাব্বু'ল-আসবাব (কারণসমূহের প্রভূ-প্রতিপালক) এবং তিনি ক ণাদির-ই 
মত 'লক' (একচ্ছত্র ক্ষমতার অধিকারী)। এমন যেন না হয় যে, কারণের পেছনে 
ছুটতে ছুটতে শেষাবধি তোমরা একচ্ছত্র ক্ষমতার অধিপতিকেই একেবারে 
ক্ষমতাহীন ও নিক্জিয় ভাবতে শুরু কর। 

০৪০ আত of ০১০ ed + ০০ ০৪০৭ আদি 508০5 এ 
4০৭০৪ (2 Gb ০১৯৮৪ + ৪০৩1 SE 01 MAMIE LEA 

ওহে, কারণ ও হেতুর জটিলতার মাঝে বন্দী! সীমার বাইরে উডডয়ন কণ্র না; 

সমস্ত কারণের আদি কারণ তথা সৃষ্টিকর্তার দূরে সরে থাকার কথা চিন্তা ক'র 

না (কখনো আদি কারণসমূহের সম্পর্ক সরাসরি কর্তার সঙ্গে হয়ে যায়)। 

সমস্ত কারণের যিনি আদি কারণ অর্থাৎ মহাত্রষ্টা যাকে চান তাকেই অস্তিত্ব 

দান করেন; তার অপার কুদরত কখনো-সখনো কার্যকারণের পর্দাও ছিন্ন 

করে দেয়।২ 

এও বুঝাতে হবে যে, কারণ কিংবা হেতু কেবল তাই নয় যা আমাদের জ্ঞান ও 
পর্যবেক্ষণের আওতায় রয়েছে; বরং সে সব প্রকাশ্য হেতুর উর্ধ্বে আরও কিছু হেতু 
রয়েছে যা আমাদের দৃষ্টি বহির্ভূত । প্রকৃত বা মূল কারণ প্রকাশ্য কারণ ও হেতুকে 
কখনো গতিশীল ও কার্যকর করে দেয়, আবার কখনো বা বেকার ও নিষ্ক্রিয় করে 
রাখে । সর্বোত্তম ও আসল হেতু হ’ল এশী ইচ্ছা, তার অভিপ্রায় এবং আদেশ। 


BS Jble ৭০ 23 ALS 90 ৮ নী ০৯51 ১৩ ০৪1 ০৯২ ০৫১০ 


5. মছনবা ভহন পূ. 
২. মছনবী, ৪২, পৃ.। 


৪২২ সংগ্রামী সাধকদের ইতিহাস 


তোমরা পাথর দিয়ে যখন লোহার ওপর আঘাত কর তখন আগুনের ফুলকী 
ছুটে বের হয়। এটা কারণ, কিন্তু আসল কারণ হ'ল হুক্মে খোদাওয়ান্দী তথা, 
এশী হুকুম; তীরই হুকুমে আমরা বাইরে কদম ফেলি। 

পাথর এবং লোহা হ'ল কারণ; কিন্তু ওহে সৎ লোক! ভুমি একটু ওপরের 
দিকে তাকাও। 

এই কারণ বা হেতুকে সেই মৌলিক বা প্রকৃত কারণই সচল করেছেন; বিনা 
কারণে কারণও কারণে পরিণত হয়নি। 

এই প্রকাশ্য হেতুকে সেই হণকীকত বা প্রকৃত কারণই কার্যকর ও কর্মক্ষম 
করে। আবার কখনো কখনো এটাকে বেকার ও নিষ্টরিয় করে দেয়।১ 

আমরা প্রকাশ্য হেতু বা কারণকে বুঝি এবং আৰ্িয়া-ই-কিরাম প্রকৃত ও আদি 


কারণকে বোঝেন। 


elim Um এট ভেলা + Sal yl 1 UALS La am ০15 
০0৪০ 7১৯ smal lm lg + Le Jie al p> 1 ০৪ 
আসবাবে হাকীকী বা প্রকৃত ও যথার্থ কারণ যা কিনা আঙ্বিয়া-ই-কিরামের 
পথ-প্রদর্শক; তা এই প্রকাশ্য হেতু থেকে উর্ধ্বতর বস্তু । 
এ সব হেতু সম্পর্কে ওয়াকি'ফহাল আমাদের জ্ঞান ও বুদ্ধি; আর সেই হেতুর 
রহস্য সম্পর্কে ওয়াকি"'ফহাল আঙ্বিয়া-ই-কিরাম ।২ 
আসবাবে হাকীরী আসবাবে জাহিরীর হেতু এবং তার ওপর বিজয়ী 1 
০৮১ ০৫৪ 015৭ ০৫৮০ আপি 94 + ১৫৭ lal লীন ০৪ ০৮০৪ 
হেতুর ওপর আরও হেতু আছে, আছে কারণের ওপর অন্য কারণ; শুধু হেতুর 
দিকে তাকাইও না; তাকেও দেখ ।৩ 
এই আসবাবে জাহিরী আসবাবে হাকীকীর সামনে খবই নগণ্য ও দুর্বল; গোটা 


ব্যাপারটাই হাকীকী আসবাবের সঙ্গেই জড়িত ও সম্পর্কিত । 


45583 Sl 1১ SED আলি এ + ০৪155 al ০৯৪০৭ এপি আপি 2 
এ] tls চা) 015 আক + A এও আলটিও 19 ০০৪1০ শি 


মাওলানা জালালুদ্দীন রূমী রে) ৪২৩ 


এই প্রকাশ্য ও বাহ্যিক কারণ ব্যাধির ন্যায়; এটা যেন প্রদীপ ও বাতি। 

রাত্রি বেলা তুমি তোমার প্রদীপ ও বাতির সলতে ধেরাবার চেষ্টায়) ঘোরাতে 

থাক; কিন্তু সূর্যের প্রদীপ এসব থেকে পাক-পবিত্র ও বেপরোয়া ৷? 

আহিয়া “আলায়হিমু'স-সালামের আবির্ভাবকালে যেহেতু সমগ্র দুনিয়াই 
জাহিরী আসবাব তথা বাহ্যিক ও প্রকাশ্য হেতুর মাঝে ঘুরপাক খায় এবং 
আসবাব-পরক্তী তথা হেতু পূজা যেহেতু চরম উচ্চ মার্গে অবস্থান করে, হেতু বা 
কারণের যিনি সৃষ্টা তিনি এবং ভীর অপার কুদরত যেহেতু একেবারেই দৃষ্টিসীমার 
বাইরে চলে যায়, হারিয়ে যায় মস্তিষ্ক থেকে, গোটা জগৎ সেখানে শিরক এবং 
প্রকাশ্য ও দর্শনীয় বিষয়ের পূজার মধ্যে বন্দী থাকে, তাই আহিয়া 'আলায়হিমুস- 
সালাম হেতু বা কারণের ওপর আঘাত হেনে থাকেন এবং কারণ বা হেতুর 
পরিবর্তে আদি কারণ ও সর্বশক্তিমান আল্লাহ্র দিকেই সকলের মনোযোগ নিবদ্ধ 
করেন। আল্লাহ তা'আলাও তাদের হাত দিয়ে সিলসিলায় আসবাবের একেবারে 
বিপরীত ঘটনাও ঘটান এবং মু‘জিযা প্রদর্শন করে আসবাব বা হেতুর গুরুত্হীনতা 
ও কমযোরী প্রকাশ করে দেন। 

শাহ এ ১০১০৯ ও এ ১৬ ১৪ ৮ Daal Pll EE Ss পলা 

আম্বিয়া “আলায়হিমু'স-সালাম কারণ বা হেতু থেকে লোকদের দৃষ্টি লুপ্ত করে 

দিয়েছেন; তারা হেতুর আসমানের ওপর মুজিযার আঘাত হেনেছেন। 

প্রকাশ্য ও বাহ্যিক হেতু ছাড়াই তীরা স্থল ও সমুদ্র অতিক্রম করেছেন; 

কৃষিকর্ম না করেই পরিষ্কার খাদ্য-শস্য পেয়েছেন। 

তীদের প্রচেষ্টা ও সাধনায় বালিও আটায় পরিণত হয়েছে; রেশমী সূতা পশমী 

সূতা দ্বারা সজ্জিত হয়েছে। 

সমগ্র কুরআনু*্ল-করীম হেতু থেকে পরাঙ্ুখ থাকারই দরস দেয়; দরবেশের 

সম্মান লাভ এবং আবু লাহাবের ধ্রতসপ্ান্তি তারই ইঙ্গিত বহন করে ।২ 

কিন্তু আল্লাহ্‌ তা'আলার সাধারণ রীতি এবং প্রচলিত নিয়মাদর্শ হ'ল হেতু 
থেকে আদি কারণসমূহের উদ্ভব ও অস্তিত্ব প্রাণ্তি। এ থেকেই আপন বান্দাদেরকে 
তিনি শ্রমের তা'লীম দিয়ে থাকেন। 


১, মছনবী, ১৪১ পৃ-। 


২, মছনবী-২৪৬ পৃ. । 
১. মছনবী, ৪২ পৃ. ৷ 


৪২৪ সংঘামী সাধকদের ইতিহাস 
১1১০ Gms ৮৯৮৮ 5৪1০৪ [এ+ 3185 ০ 15 কত ০৪ 51 এক 


কিন্তু অধিকাংশ বিষয় হেতুর ওপর চলে যাতে করে প্রার্থী তার অভিষ্ট সিদ্ধির 
জন্য অনুসন্ধানে ব্যাপৃত হবার শিক্ষা লাভ করে। ১ 


এভাবেই মওলানা কালাম-সংক্রান্ত এসব সমস্যা এবং ধর্মীয় মূলনীতি ও 
- “আকীদাসমূহের ব্যাখ্যা-বিশ্লেষণ করেন যেগুলোকে মুতাকান্লিমীন ও আশ“আরী- 
পন্থী দার্শনিকগণ দর্শনের ধন্দ্রজালিক হেয়ালি সৃষ্টির মাধ্যমে অত্যন্ত শুষ্ক ও 
বিতর্কিত বিষয়ে পরিণত করেছিলেন । মওলানা সে সব বিষয়ের হাকীকত ‘ইলমে 
কালাম ও দর্শনের সংকীর্ণ গলি-ঘুপচি থেকে বের করে সাধারণ বিবেক-বুদ্ধির 
প্রশস্ত অঙ্গনে নিয়ে আসেন এবং চিত্তাকর্ষক উদাহরণ, সহজবোধ্য দৃষ্টান্ত এবং 
কার্যকর ও প্রভাবমগ্তিত বর্ণনাভঙ্গী দ্বারা সেগুলোকে দৈনন্দিন জীবনের সত্যে ও 
জীবন-কাহিনীতে পরিণত করেন। 


মছনবীর প্রভাব 

মছনবী তামাম মুসলিম বিশ্বের চিন্তাধারা ও সাহিত্যের ওপর গভীর ও 
সুদূরপ্রসারী প্রভাব ফেলে। ইসলামী সাহিত্যের বিশালায়তন ভাণ্ডারে এমন 
পুস্তকের সংখ্যা খুব কমই আছে যা মুসলিম বিশ্বের বিস্তৃত পরিধিকে দীর্ঘকাল ধরে 
এমন গভীরভাবে প্রভাবিত করে রাখতে পারে । ষষ্ঠ শতাব্দী থেকে অব্যাহতভাবে 
মুসলিম বিশ্বের বুদ্ধিবৃত্তিক, জ্ঞানগত ও সাহিত্য জগত এর সঙ্গীত ও গীতবাদ্যে 
মূৰ্ছিত হয়ে আছে। এর সরস সহজ বাণীসমূহ মুসলিম বিশ্বের দিল্‌ ও দিমাণ তথা 
মন ও মস্তিষ্ককে নতুন আলোক ও নবতর উত্তাপ প্রদান করছে। এর মাধ্যমে 
প্রতিটি যুগেই কবিকুল নিত্যনতুন বিষয়, নবতর ভাষা এবং নয়া আঙ্গিক লাভ 
করেছেন এবং ভাদের চিন্তাশক্তি ও সাহিত্যিক প্রতিভা বিকশিত হচ্ছে। জ্ঞানী 
পণ্ডিত ও কালামশান্ত্রবিদগণ স্ব-স্ব যুগের জিজ্ঞাসা ও সন্দেহ নিরসনের জন্য এ 
থেকে নতুন নতুন দলীল-প্রমাণ, চিত্তাকর্ষক উদাহরণ ও দৃষ্টান্ত, মনোমুগ্ধকর 
কাহিনী ও প্রশ্ট্রোত্তরের নিত্য-নতুন রাস্তা পেয়েছেন। তারা এর সাশ্রয়ে স্বীয় যুগের 
অস্থির প্রকৃতি প্রতিভাবান যুবকদের অশান্ত চিত্ত পরিতৃপ্ত করেছেন। তরীকত ও 
মারিফতপন্থিণণ এ থেকে সৃফীসুলভ বিষয়াদি, সুক্ষ ও গুঢ় জ্ঞানরাজি এবং 
সবচেয়ে বড় কথা, মুহববতের পয়গাম ও চিত্তভ্বালা এবং প্রেমোন্মত্ততার উপকরণ 
লাভ করেছেন। এর উদ্দীপনাময়ী কথাবার্তা দ্বারা তারা তাদের নির্জন ও নিঃসঙ্গ 


১. মছনবী, ৪২ পৃ. 


মাওলানা জালালুদ্দীন রূমী (র) ৪২৫ 


মুহূর্তগুলো ও জনাবীর্ণ মাহফিলসমূহকে শতাব্দীর পর শতাব্দী ধরে স্পন্দিত ও 
উত্তপ্ত রেখেছেন। এ জন্য প্রতিটি যুগের ‘আশিক ও মারিফতপন্থিণণ একে তীদের 
মাহফিলের শামা"দান ও দিলের মুখপাত্র বানিয়ে রেখেছেন। 


মছনবীর বিষয়বস্তুপুলো সবরকম সমালোচনার উর্ধ্বে এবং সকল প্রকার 
ভুল-ভ্ৰান্তি থেকে মুক্ত- এ রকম ভাবার কোন কারণ নেই। বহু বদ “আকীদাবিশিষ্ট 
সূফী ও প্রবৃত্তি-পৃজারী এর থেকে কখনো কখনো অবৈধ ফায়দা লুটেছেন। 
ওয়াহপ্দাতু'ল-ওয়াজ্দ মতবাদীরা আজও এ থেকে তাদের মতের সমর্থনে ও 
অনুকূলে সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ করে থাকেন। মছনবী আর যাই হোক একজন 
মানুষের রচনা তো; আর তিনি মাঁ“সুম কিংবা নিষ্পাপও ছিলেন না। এর 
বিষয়বস্তুতে তার মানসিক বিপত্তি এবং বাইরের প্রভাবের একটা ভূমিকা ছিল। 
এতসব সত্তেও এটা অস্বীকার করা যায় না যে, মছনবী সে যুগের এক উল্লেখযোগ্য 
জ্ঞান-কীর্তি, ইসলামের বুদ্ধিবৃত্তিক শ্রেষ্ঠত্ব ও প্রাধান্য এবং এর অবিনশ্বর জীবনের 
উজ্জ্বলতর প্রমাণ ৷ তিনি মুসলিম বিশ্বের চিন্তার স্থবিরতা, জ্ঞানগত ও সাহিত্যিক 
জড়তা এবং অন্ধ আনুগত্যমূলক ও অনুকরণসর্বস্ব সাহিত্য ও “ইলমে কালামের 
ওপর কার্যকর আখাত হানেন এবং ইসলামের চিন্তা ও দর্শনের কাফেলাকে, যা 
সপ্তম শতাব্দীতে হাত-পা ছড়িয়ে আরামপ্রিয় হয়ে উঠেছিল ও বসে বসে বিসুচ্ছিল, 
পুনর্বার সক্রিয় ও গতিশীল করে তোলেন। 


মছনবীর একটি গুরুত্বপূর্ণ খিদমত এই যে, খৃষ্টীয় বিংশ শতাব্দীতে যখন 
মুসলিম বিশ্বের ওপর দ্বিতীয় বারের মত বন্তুবাদ ও অনুভূতিবাদের (০...) 
হামলা চলে এবং যুরোপের নব্য দর্শন ও বিজ্ঞান মানুষের মনে নানা ধরনের 
সন্দেহ ও সংশয়ের বীজ বপন করে, ফলে মানুষের ঈমান ও গায়বী বিশ্বাসে এক 
সাধারণ অনাস্থা ও অবিশ্বাসের ভাব সৃষ্টি হতে থাকে এবং সেই সঙ্গে এ প্রবণতাও 
বৃদ্ধি পেতে থাকে যে, এমন প্রতিটি বন্তু যা মানুষের পর্যবেক্ষণ ও অভিজ্ঞতার 
আওতায় আসে না এবং মানুষের বাহ্যেন্্িয়ের নিকট ধরা পড়ে না- তার অস্তিত্বই 
নেই, যখন 'আকাইদের প্রাচীন পুথি-পুস্তক ও প্রাচীন যুক্তিধারাও “ইলমে কালামের 
মুকাবিলায় নামতে অক্ষমতা জ্ঞাপন করে তখন মছনবী এই বর্ধিত সয়লাবের যো 
সুরোপের বস্তুগত ও রাজনৈতিক বিজয়ের চেয়ে কম বিপজ্জনক ছিল না) সফল ও 
সার্থক মুকাবিলা করে এবং মানুষের মন-মানসে পুনরায় ধর্মীয় ও গায়বী সত্যের 
প্রতি সন্মান ও মর্যাদাোবোধ জাগ্রত করে এবং আন্বিয়া আলায়হিমু'স-সালামের 
জ্ঞানের শ্রেষ্ঠত্ব, অদৃশ্য জগতের বিশালতা ও বিস্তৃতি এবং হৃদয় ও আত্মা, ঈমান ও 


৪২৬ সংগ্রামী সাধকদের ইতিহাস 


আত্যন্তিক প্রেমের (১1৯১) গুরুত্বের পরিপূর্ণ ছবি এঁকে দেয় । দর্শন ও বন্তুবাদের 
শতবিধ আঘাতে আহত যেসব যুবক ও বুদ্ধিজীবী ইলহাদ (ধর্ম দ্রোহিতা, 
নাস্তিকতা) ও কুফরের দরজায় দীড়িয়ে ছিল অথবা ঈমান ও ইসলামের সীমান্ত 
যারা পাড়ি দিয়ে ওপারে চলে গিয়েছিল, মছনবী তাদের পুনরায় ঈমান ও ইয়াকীনী 
সম্পদে ধন্য করে। ভারত উপমহাদেশের জ্ঞানী-গুণী ও মনীষীদের একটি বিরাট 
সংখ্যা পরিষ্কার স্বীকৃতি দিচ্ছেন যে, তীরা মছনবীর বদৌলতে পুনর্বার ইসলামের 
ন্যায় মহামূল্য সম্পদ লাভে সক্ষম হয়েছেন এবং তীরা এর ফয়েষ-এর মাধ্যমেই 
মুসলমান ও সাহি-ব-এ-য়াকশিন হতে পেরেছেন। বিংশ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ মুসলিম 
দার্শনিক ও চিন্তানায়ক ডঃ স্যার মুহাম্মদ ইকবাল (র) শায়খ রূমীর ফয়েয ও 
ইরশাদ লাভে ধন্য হবার এবং নিজেকে তীর ছাত্র হবার গৌরব লাভের স্বীকৃতি 
নানাভাবে দিয়েছেন এবং এ বিষয়ে প্রকাশ্য স্বীকারোক্তি দিয়েছেন যে, মছনবী 
তাঁকে এক নতুন ও নবতর প্রেরণা দান:করেছে। এক জায়গায় তিনি বলেন : 


4028 ০০০ ৪৮ 5৭ এক IE ১৮০০০ hg) ১৮৪০৪ I ই 
পীর মওলানা জালালুদ্দীন রূমী আলোকোজ্ছল দিলের অধিকারী মুরশিদ, 
“ইশৃক ও প্রেমোনুত্ত কাফেলার অধিনায়ক; 
মনধিল তাঁর চন্্র-সূর্ষের চেয়েও উর্ধ্বে; নক্ষত্ররাজি দিয়ে তিনি তার তীবুর রশি 
বানিয়ে থাকেন। 
কুরআনের নূর তীর বক্ষে (গচ্ছিত); জাম-ই-জামশীদ পোরস্য-রাজ 
জামশীদের পান পাত্র । কথিত আছে যে, এতে সারা বিশ্ব প্রতিফলিত হ'ত)-ও 
তীর আয়নার সামনে লজ্জিত । 
সেই পবিত্র বংশোডূত, রুহের ওপর অনুগ্রহ বর্ষণকারীর বীশরী দ্বারা আমার 
প্রকৃতির মাঝে এক অপূর্ব সুরের সৃষ্টি হয়েছে।১ 
অন্যত্র তিনি বলেন : 


০০০০৭০০০৪১৫ 15005 (৫ এ + JAMS 13 ০িও Phe 91০৩৩ 
রূমী ইশক" ও মুহব্বতের পথ-প্রদর্শক; তৃষ্ণার্ত ঠোটের নিকট তার বাণী 
জান্নাতী নহর সালসাবীলের ন্যায় । ২ 


. ১. মছনবী, ও ১. pls 21১৫ 43৫৯ ৭ ১। 
২. জাবিদনামা/ ২৪ গু স্ব 


মাওলানা জালালুদ্দীন রুমী (র) ৪২৭ 


এই সঙ্গে তিনি এও অভিযোগ করেন এবং এই মর্মেও ক্ষোভ প্রকাশ করেন 
যে, এক শ্রেণীর মানুষ তাদের দৃষ্টিকে এর শব্দ ও বাহ্যিক অর্থের ভেতর সীমাবদ্ধ 
করে রেখেছে এবং একে জীবনের কোমলতা ও হৃদয়ের উষ্ণতায় পরিণত করবার 
পরিবর্তে নর্তন-কুর্দনের ওসীলা বানিয়েছে। 


sx ০০ 3) এ 33 SL 5৪৬৪ ০৭৫ 1331 BSS Sl ০৮ 
5১3৩১ ১৪ 01৯০৯৪০9113 phy + Sl এ| ০৪০৯ 31 ৩৯ ০১১ 


লোকেরা তীর বাণীর ব্যাখ্যা-বিশ্লেষণ করেছে, কিন্তু তাকে কেউ দেখেনি; 
তীর সে সব হাকীকত ও অর্থ আমাদের দৃষ্টি থেকে দ্রুতগামী হরিণের ন্যায় 
অদৃশ্য হয়ে গেছে! | 


লোকেরা এর অক্ষর থেকে নর্তন-কুর্দন শিখেছে; প্রাণের নৃত্য দ্বারা 
চক্ষুণ্ডলোকে সেলাই করে দিয়েছে। ৯ 


কিন্তু এ ক্ষতি আমাদের, মছনবীর নয়। মছনবী এই বিপ্লবী যুগেও আমাদের 
পথের সাথী তথা চলার পথের বন্ধু হতে পারে। এই বন্তুপূজার যুগে সর্বাপেক্ষা 
দুম্াপ্য বস্তু হ'ল হৃদয়ের জ্বালা এবং পবিত্র প্রেম ও ভালবাসা। 


০৯ ০৪৮১ AL ES ৪৯910 লী I এন 
০৯ ০৯৮৪ J: ও SLS E22 2 rt ০৭ 
৩৩০ am ৮৪১০৪) 4১০০ of Si ০৪ 
সি JUS oh jn Gn SIS G3 


এই জাগ্রত সম্পদ মছনবী থেকে লাভ করা যেতে পারে। বর্তমান যুগের 
যুবকদের ওসীয়ত (অন্তিম উপদেশ দান) করতে গিয়ে তিনি বলেন : 


1১৫5 ১০1০5 ৬৯৪ ISL + Jn 23 3850০ 3৩ AR 


০০৪৪৭ 29৬৫ 3৭ SiS Sl Al + 3 BL 1 উদ 32 IS 


১. জাবিদনামা, , ২২৪ । 


৪২৮ সংগামী সাধকদের ইতিহাস 


মুর্শিদ বূমী রে)-কে তোমার পথের সঙ্গী বানাও; তাহলে আল্লাহ তোমাকে 
হৃদয়ের উত্তাপ ও সজীবতা প্রদান করবেন ৷ 


যেহেতু মওলানা রূমী রে) মগজকে খোসা থেকে আলাদা করতে জানেন; 
(ভিনি একজন “আরিফ) সেহেতু তীর পদক্ষেপ বন্ধুর রাহে সুদৃঢ় প্রমাণিত 


হয়!» 


২. বাল-ই জিবরীল । 


GCN 
| সধক|দর 
হতহস 


সংগ্রামী সাধকদের ইতিহাস (২য় খণ্ড) 
মূল $ সাইয়েদ আবুল হাসান আলী নদভী 
অনুবাদ £ আবূ সাঈদ মুহাম্মদ ওমর আলী ও হাফেজ আবু তাহের মেছবাহ 
প্রকাশক ঃ 


ফোন £ ৭১২৫৪৮১ 


প্রকাশকাল $ 
প্রথম প্রকাশ ঃ$ শ্রাবণ ১৩৯৭ ; মুহররম ১৪১১ ; আগস্ট ১৯৯০ ইং 
দ্বিতীয় প্রকাশ £ আগস্ট ২০০৩ ইং 


স্বত্ব £ মজলিশ নাশরিয়াত-ই-ইসলাম 
(Academy of Islamic Publications) 


অক্ষর বিন্যাস $ 
জবা কম্পিউটার 
বুকস্‌ এণ্ড কম্পিউটার মার্কেট (৪র্থ তলা) 
8৫, বাংলাবাজার, ঢাকা-১১০০ 


মুদ্রণে $ 
মেসার্স তাওয়াক্কাল প্রেস 
৮৭/১, নয়াপল্টন, ঢাকা-১০০০ 


প্রচ্ছদ $ 
বশির মেছবাহ 
সালসাবিল 
মোবাইল : ০১৭১-২৬৬৮৪৫ 
ISBN : 984-622-002-2 


মূল্য £ ১৬০.০০ টাকা মাত্র 


Shangrami Shadhakder Itihash : (History of the Soviours of 
Islamic Spirit) written by Syed Abul Hasan Ali Nadvi in Urdu, 
translated by A. S. M. Omar Ali and Hafez Abu Taher 15155109817 Into 
Bengali and Published by Muhammad Abdur Rouf. Muhammad 
Brothers. 38, Bangla Bazar. Dhaka— 1100. Phone—7125481 August, 
2003. Price : Tk. 160.00 Onlv. 


www.almodina.com 


উৎসর্গ 


ইসলামের প্রচার ও প্রসারে যারা চরম আত্মত্যাগের সম্মুখীন 
হয়েও বিন্দুমাত্র বিচলিত হননি, এ পথের সকল প্রতিকূলতাকে 
যারা হাসিমুখে মুকাবিলা করেছেন, 


স্বৃত্যাচারী জালিমের খড়গ-কৃপাণ ও বদ্ধ কারাপ্রাচীর যাদের 
বিশ্বাসের ভিত্কে এক বিন্দুও টলাতে পারেনি, 


বিলাসী ও আয়েশী জীবন যাপনের শত সুযোগ থাকা সত্ত্বেও 
যারা নির্লোভ ও নির্মোহ জীবন যাপন করে মানুষের সামনে 
অনুপম আদর্শ স্থাপন করেছেন, 


পর্ণ কুটিরে বাস করে অনাড়ম্বর পরিবেশ থেকেও যারা 
রাজা-বাদশাহ্‌র ওদ্ধত্য ও দান্তিকতার সামনে নিজেদের শির্‌ 
সমুন্নত রেখেছেন, দুঃখী ও মজলুম মানুষের পাশে দাড়িয়ে 
যারা তাদের হতাশ অন্তরে আশা-ভরসার প্রদীপ জ্বালিয়েছেন, 


তাদেরকে কাছে টেনেছেন, 
আপন করেছেন, 


রূহানিয়াতের প্রোজ্জল আলোকধারায় যারা পাপক্রি্ট ও পথত্রষ্ট 
মানুষকে হিদায়াতের প্রশস্ত রাজপথে এনে দাড় করিয়েছেন, 
সেই সব জানা-অজানা মর্দে মু'মিন ও মর্দে মুজাহিদের পবিত্র 

রূহের উদ্দেশে । 


www.almodina.com 


আমাদের কথা 


খুলাফায়ে রাশেদীনের পর মুসলিম ইতিহাসের আদর্শবাদী ধারা যথেষ্ট দুর্বল হয়ে 
পড়লেও পরবর্তী প্রতিটি যুগে এমন কিছু কিছু বিরল ব্যক্তিত্বের আবির্ভাব ঘটেছে যারা 
পুনরায় ফিরে যেতে চেয়েছেন ইসলামের মূল আদর্শের দিকে এবং আজীবন সংগ্রাম ও 
সাধনা করেছেন ইসলামী আদর্শের পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে । তারা কেউ কেউ, যেমন ওমর 
ইবন “আবদুল “আযীয (র.), গাষী সালাহ্উদ্দীন রাষ্ট্রীয় পর্যায়ে এই সাধনা ও সংগ্রামে লিপ্ত 
হয়েছেন, কেউ কেউ এই সাধনার কারণে তৎকালীন রাষ্ট্রশক্তির কোপদৃষ্টিতে পতিত 
হয়েছেন, আবার অনেকেই রাষ্ট্রীয় অঙ্গন থেকে দূরে অবস্থান করে ইসলামের আধ্যাত্মিক, 
নৈতিক, দার্শনিক ও সামাজিক আদর্শকে সমুন্নত রাখার কঠোর সাধনায় নিজেদের জীবন 
উৎসর্গ করেছেন। ইসলামের প্রকৃত ইতিহাস যতটা মুসলিম রাজা-বাদশাহ ও শাসকদের 
ইতিহাস, তার চাইতেও অধিক এই সব সাধক ও সংগ্রামী পুরুষের ইতিহাস । আজকের 
বিশ্বব্যাপী ইসলামী নব জাগরণের পেছনে এসব অমর সাধকের শত-সহস্র বছরের নিঃস্বার্থ 
সাধনার অবদানকে অস্বীকার করা আর বাস্তবতাকে অস্বীকার করা একই কথা। 


দুর্ভাগ্যের বিষয়, ইসলামের ইতিহাসের এই স্বর্ণোজ্জবল ধারা আজও আমাদের কাছে 
প্রায় অজানাই রয়ে গেছে। ইসলামী আদর্শের পুনঃপ্রতিষ্ঠাকামী এই বিপ্লবী তাৎপর্যমণ্ডিত 
প্রবাহের চাপাপড়া ইতিহাস পুনরদদ্ধারকল্পে আত্মনিয়োগ করে উপমহাদেশের প্রখ্যাত 
ইসলামী চিন্তাবিদ ও গবেষক সাইয়েদ আবুল হাসান আলী নদভী (র.) মুসলিম উম্মাহকে 
চিরকৃতজ্ঞতার পাশে আবদ্ধ করেছেন। উর্দু ভাষায় রচিত তার এ সম্পর্কিত যুগান্তকারী গ্রন্থ 
“তারীখ-ই দাওয়াত ও ‘আযীমত' ছয় খণ্ডে সমাপ্ত এবং হযরত ওমর ইবন “আবদুল আযীয 
(র.) থেকে শুরু করে বিপ্লবী অগ্নিপুরুষ সাইয়েদ আহমদ শহীদ বেরেলভী (র.) পর্যন্ত 
সাধক সংগ্বামীদের আলেখ্য এতে স্থান লাভ করেছে । এই গ্রন্থমালা বাংলায় প্রকাশ করার 
কর্মসূচী মুহাম্মদ ব্রাদার্স ইতিপূর্বেই গ্রহণ করেছে এবং ইতোমধ্যেই এ সিরিজের ১ম খণ্ডটি 
সংগ্রামী সাধকদের ইতিহাস নামে মুহাম্মদ ব্রাদার্স থেকে প্রকাশিতও হয়েছে। বর্তমান 
গ্রন্থ উক্ত 'তারীখ-ই-দাওয়াত ও আযীমত গ্রন্থের দ্বিতীয় খণ্ডের অনুবাদ । 

বর্তমান খণ্ডে ইসলামী রেনেসীর বিপ্লবী (একই সঙ্গে বিতর্কিতও) পুরুষ শায়খুল 
ইসলাম হাফিজ তকীয়্যুদ্দীন ইবনে তায়মিয়া (র.)-র সুবিস্তৃত ঘটনা ও কর্মবহুল 
জীবনালেখ্য স্থান পেয়েছে। উল্লেখ্য, ইমাম ইবনে তায়মিয়া (র)-র ওপর কয়েকটি বই 


www.almodina.com 


ইতিপূর্বেই বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠান থেকে প্রকাশিত হয়েছে। তবে বর্তমান গ্রন্থে 
ইমাম ইবনে তায়মিয়া (র.) সম্পর্কে পাঠক ভিন্নতর স্বাদ পাবেন, তদুপরি এই বিতর্কিত 
(একই সঙ্গে মজলুমও বটেন) চরিত্রটি সম্পর্কে স্বচ্ছ ধারণা পাবেন এ বিষয়ে আমরা 
নিঃসন্দেহ । 

আমরা গ্রন্থটির বহুল প্রচার আশা করছি । পরিশেষে আমাদের মুনাজাত, আল্লাহ্‌ পাক 
আমাদের সামান্য খিদমতটুকু কবুল করুন । আমীন! 


আগস্ট, ২০০৩ ইং -_প্রকাশক 
ঢাকা-১১০০ 


www.almodina.com 


অনুবাদকদ্ধয়ের আর্য 


আল্লাহ্‌ রাবব'ল-'আলামীনের অপার অনুগ্রহে মুসলিম বিশ্বের প্রখ্যাত “আলিম, 
লেখক, দার্শনিক ও রূহানী মার্গের অন্যতম জ্যোতিষ্ক ‘আল্লামা সাইয়েদ আবুল হাসান 
“আলী নদভীর রচিত “তারীখ দাওয়াত ও 'আযীমত' সিরিজের দ্বিতীয় খণ্ডের বাংলা তরজমা 
“সংগ্রামী সাধকদের ইতিহাস” (দ্বিতীয় খণ্ড) প্রকাশিত হ'ল । যার অসীম রহমতে এটি 
বাংলাভাষী পাঠকের হাতে পৌছতে পারল সর্বপ্রথম সেই মহান আল্লাহ্র দরবারে জানাই 
লাখো-কোটি হামদ এবং অসংখ্য শোক্র ও সুজুদ । 

উদ্দূভাষী পাঠকের নিকট “আরীখ-ই দাওয়াত ও 'আযীমত'-এর নতুন পরিচয়ের 
অবকাশ নেই। সর্বপ্রথম ভারতে প্রকাশিত হলেও ইতিমধ্যেই তা আরবী ও ইংরেজী 
ভাষায় অনূদিত হয়ে বিশ্বের বিভিন্ন দেশের পাঠকমহলে সাড়া জাগিয়েছে এবং এর কোন 
কোন খণ্ডের একাধিক সংক্করণও প্রকাশিত হয়েছে । অবশেষে বাংলাভাষী পাঠক সর্বপ্রথম 
১৯৮৩ সালের প্রথম দিকে এ সিরিজের ৩য় খণ্ডটির সঙ্গে পরিচিত হবার সুযোগ পান যা 
“ইসলামী রেনেসার অগ্রপথিক' নামে ইসলামিক ফাউণ্ডেশন থেকে প্রকাশিত হয়েছিল । 
অতঃপর এর ১ম খণ্ডটি অনেক বিলম্বে হলেও যথানিয়মেই প্রকাশিত হয়। অত্যন্ত 
আনন্দের বিষয়, দু'টি খণ্ডই পাঠক মহলে বিপুল জনপ্রিয়তা পায় ও অল্প দিনের মধ্যেই ৩য় 
খণ্ডটির দু'টি সংস্করণ এবং ১ম খণ্ডটির ১ম সংস্করণ নিঃশেষ হয়ে যায় । এই সঙ্গে সহৃদয় 
পাঠকমহলকে আশ্বাস দেওয়া হয়েছিল, সিরিজের অপরাপর খণ্ডগুলোও যথাসম্ভব সত্বর 
পাঠকের হাতে তুলে দেওয়া হবে। অত্যন্ত আনন্দ ও সৌভাগ্যের বিষয়, আল্লাহ্‌ পাক 
আমাদের সে আশ্বাস পূরণের ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে যাবার তৌফিক দিলেন। 
সেই সাথে আগ্রহী পাঠকের কাছে বিনীত দু'আপ্রার্থী, রাহ্মানু'র-রাহীম আল্লাহ্‌ পাক তার 
অসীম মেহেরবানীতে সিরিজের অপর দু"টিও খণ্ডও (৪র্থ ও ৫ম) যেন আমাদের 
পাঠকবৃন্দের হাতে সত্বর তুলে দেবার তৌফিক দেন। আর তীর তৌফিকই হোক 
আমাদের একমাত্র ভরসা । 

বর্তমান খণ্ডটি শায়খুল ইসলাম হাফিজ ইবনে তায়মিয়া (র.)-র বিস্তৃত ঘটনা ও 
কর্মবহুল জীবনালেখ্য । ইবনে তায়মিয়া (র.) কেবল এদেশেই নয়-সারা মুসলিম বিশ্বেই 
বিতর্কিত ব্যক্তিত্ব হিসাবে সমধিক খ্যাত ও'পরিচিত ৷ তাকে নিয়ে এই বিতর্ক তার 
জীবিতকালেই শুরু হয়েছিল এবং এজন্য তাকে কম ভোগান্তির সম্মুখীন হতে হয়নি। 
জেল, জুলুম, প্রলোভন-এমন কোন অস্ত্র নেই যা তার বিরুদ্ধে প্রয়োগ করা হয় নি। কিন্তু 
কোন কিছুই তাকে তীর দৃষ্টিভঙ্গী থেকে একচুলও হটাতে সক্ষম হয়নি। বিশ্বত্রাস 
শাসকদের ভয়-ভীতি ও হুমকী প্রদর্শন, সর্বশেষ বদ্ধ কারা-প্রাচীরও অকার্যকর প্রমাণিত 
অবনত করেন নি, কিংবা কোন জাগতিক প্রেরণা বা স্বার্থই তার পবিত্র চরিত্র কলুষিত 
করতে পারে নি। 


www.almodina.com 


ইমাম ইবনে তায়মিয়া (র.)-কে নিয়ে এই বিতর্কের কারণ কি? এ প্রশ্ন অন্যদের 
নয়-আমাদেরও। স্বীকার করতে কোন দ্বিধা নেই বর্তমান গ্রন্থটি পাঠ করবার পূর্বে 
আমাদের সে প্রশ্ন থাকলেও এক্ষণে তা আর নেই । এই মহান ব্যক্তিত্বের স্বপক্ষ ও বিপক্ষ 
সকল মহলের কাছেই তাই আমাদের বিনীত আবেদন, আসুন-আমরা এই বিতর্কিত 
চরিত্রটি সম্পর্কে খোলা মন নিয়ে জানতে চেষ্টা করি, এরপর তীর সম্পর্কে কোন রায় 
কায়েম করি। কারণ তিনি শুধু বিতর্কিতই নন- একজন সর্বাধিক মজলুমও । একজন 
মজলুম মানুষ হিসাবে তিনি অবশ্যই আমাদের কাছে এতটুকু ইনসাফ আশা করতে 
পারেন, তার সম্পর্কে কোন রায় কায়েমের পূর্বে তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ আমরা 
দেব এবং তার সকল বক্তব্য আমরা ধৈর্যের সাথে শুনব । বর্তমান গ্রন্থ আমাদেরকে সেই 
সুযোগ এনে দিয়েছে যেজন্য এ গ্রন্থের মূল লেখক আল্লামা সাইয়েদ আবুল হাসান নদভীর 
নিকট আমরা কৃতজ্ঞ ৷ 

বাংলা ভাষায় এই মহান ব্যক্তিত্ব সম্পর্কে ইতিপূর্বে তেমন কোন আলোচনা হয়নি। 
ফলে তিনি পূর্বোপর আমাদের কাছে অজানাই রয়ে গেছেন। মাত্র বছর খানেক আগে ড. 
সিরাজুল হক (প্রফেসর এমিরিটাস, ঢা. বি.)-কৃত ও ফাউন্ডেশন থেকে প্রকাশিত 
থিসিসটির বাংলা তরজমাটি প্রকাশিত হওয়ায় এ পথে এক ধাপ অগ্রসর হওয়া গেছে। 
তরজমা করেছেন ডঃ মুজিবর রহমান (অধ্যাপক, আরবী ও ইসলামিক স্ট্রাডিজ বিভাগ, রা. 
বি.)। পূর্বোক্ত গ্রন্থের সাথে বর্তমান গ্রন্থটি মিলিয়ে পড়লে আশা করা যায়, এই 
আপোসহীন মর্দে মু'মিন ও মর্দে মুজাহিদের বিপ্লবী চরিত্রটি উপলব্ধি করতে পাঠকের 
পক্ষে সহজ হবে । আল্লাহ্‌ পাক আমাদের সঠিক ও যথার্থ সিদ্ধান্ত গ্রহণে হিদায়াত দিন! 

বলা দরকার, বর্তমান গ্রন্থের ১ম পৃষ্ঠা থেকে ২২১ পৃষ্ঠা পর্যন্ত তরজমা করেছেন 
জনাব আবু সাঈদ মুহাম্মদ ওমর আলী এবং ২২২ পৃষ্ঠা থেকে ৩৬৭ পৃষ্ঠা পর্যন্ত অনুবাদ 
করেছেন জনাব হাফেজ আবু তাহের মেছবাহ । এ ব্যাপারে আমরা কতটুকু সফল হয়েছি 
সে বিচারের ভার পাঠকের ওপরই ছেড়ে দিচ্ছি। তবে তরজমা মূলানুগ রেখে যথাসম্তব প্রা 
ল, সাবলীল ও সুখপাঠ্য করতে সাধ্যানুযায়ী চেষ্টার কোন কসুর করিনি, এটুকু বোধ হয় 
বলা যায়। অতঃপর বাকীটুকু করেছেন এর সম্পাদক অগ্রজপ্রতিম কবি আফজাল চৌধুরী । 
এরপরও কোনরূপ ক্রটি-বিচ্যুতির জন্য আগামী সংস্করণ পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আর কী 
করতে পারি। নির্ঘণ্ট তৈরি করে দিয়ে মরিয়ম জামিলা ও জামিলা কুলছুম আমাদের 
মুবারকবাদ পাবার হকদার হয়েছেন । দু'আ করি, আল্লাহ পাক তাদেরকে উভয় জাহানে 
কামিয়াব করুন। 

গ্রন্থের প্রকাশ ও মুদ্রণের বিভিন্ন পর্যায়ে ধারা অনস্বীকার্য ভূমিকা পালন করেছেন 
তাদের সকলকেই জানাই আন্তরিক মুবারকবাদ। প্রকাশের ভার নেবার জন্য মৃহাম্থদ ব্রাদার্স 
কর্তৃপক্ষকে জানাই শুক্রিয়া। দীনের নগণ্য খাদেম হিসেবে আল্লাহ পাক আমাদের 
সকলের শ্রম কবুল করুন এবং একে নাজাতের ওসীলা বানান-এই মুনাজাত করি। 


আবু সাঈদ মুহাম্মদ ওমর আলী 
হাফেজ আবু তাহের মেছবাহ 


www.almodina.com 


ভূমিকা 


আল্লাহ্‌ পাকের যাবতীয় প্রশংসা ও তার মনোনীত বান্দাদের ওপর সালাম । 
আলহামদু লিল্লাহ্‌। পাঠকের সামনে “তারীখে দাওয়াত ও “আযীমত'-এর ২য় খণ্ড পেশ 
করার সৌভাগ্য ও আনন্দ লাভ করছি। গ্রন্থের ১ম খণ্ডে হিজরী ১ম শতাব্দী থেকে নিয়ে 
৯ম শতাব্দী পর্যন্ত দাওয়াত ও ইসলাহর রোয়েদাদ পেশ করা হয়েছিল । ব্যক্তিত্বের দিক 
থেকে সাইয়েদুনা ওমর ইবনে ‘আবদুল আযীয (র.) থেকে নিয়ে মওলানা জালালুদ্দীন 
রূমী (র.) পর্যন্ত সাধকদের পরিচিতি, তাদের সংস্কার, সংশোধনমূলক কাজ ও তাদের 
অদম্য ইচ্ছাশক্তিসম্পন্ন কৃতিতৃপূর্ণ অবদানের বিস্তৃত বিবরণ এতে এসে গেছে। 

বর্তমান খণ্ডে ওয়াদা মাফিক্‌ শায়খুল ইসলাম হাফিজ ইবনে তায়মিয়া (র.)-র 
জীবনী, তার ছাত্র ও চিন্তা-চেতনানুসারী মনীষীবৃন্দের আলোচনা স্থান পেয়েছে। প্রাথমিক 
খসড়া মুতাবিক বর্তমান খণ্ডটি উল্লিখিত যুগ ও উপরিউক্ত চিন্তাধারার জন্য নির্দিষ্ট করে 
দেওয়া হয়েছিল এবং সেদিকে লক্ষ্য রেখেই লেখা শুরু করেছিলাম ৷ অবশেষে কেবল 
শায়খুল ইসলাম (র)-র ওপর আলোচনার মুসাবিদাই দু'শ" পৃষ্ঠা হয়ে যায়। তখনও তার 
সংস্কার, পুনর্জাগরণমূলক কর্মকাণ্ড ও এর প্রভাব সম্পর্কে আলোচনা বাকী ছিল । ইতোমধ্যে 
১ম খণ্ডের ওপর যারা আলোচনা-পর্যালোচনা পেশ করেছিলেন, তাদের কেউ কেউ 
আমাকে একান্তিক পরামর্শ দেন, যেহেতু বর্তমান যুগে মানুষের অবকাশ কম, তারা 
সংক্ষিপ্ততা পসন্দ করেন বিধায় আলোচ্য গ্রন্থের কলেবর সংক্ষিপ্ত হলেই ভাল হবে। 
তাদের দাবী ছিল, শায়খুল ইসলামের ওপর আলোচনার পরিসর সংক্ষিপ্ত ও নির্বাচিত হলেই 
ভাল হবে যাতে এই খণ্ডেই সংগ্রামী সাধকদের অপরাপর ব্যক্তিবর্গের স্থান হয়ে যায় । 
গ্রন্থকার (যিনি এ যুগের মানসিক প্রবণতা সম্পর্কে অনবহিত নন)-ও এমনটি ইচ্ছা 
করেছিলেন, কিন্তু যখন আলোচনার ওপর আবার দৃষ্টি বুলালাম, অনুভব করলাম, অনেক 
প্রয়োজনীয় ও মূল্যবান উপকরণ সংগৃহীত হয়ে গেছে যা আপন স্থানে উপকারী ও 
অপরিহার্য বিবেচিত হবে । কেউ কেউ যেমন সংক্ষিপ্তের পরামর্শ দিয়েছেন, ঠিক তেমনি 
কোন কোন অন্তরঙ্গ শুভাকাঙ্ক্ষী বিষয়টি নিয়ে দীর্ঘ ও বিস্তারিত আলোচনার দাবী জানান 
এবং পুনঃপুনঃ আবেদন জানিয়ে বলেন, আমি যেন কিছুতেই আলোচনা সংক্ষিপ্ত না করি। 
শেষাবধি আমি সিদ্ধান্ত নিয়ে ফেললাম, এই খণ্ডটি যেমন আছে তেমনি থাকুক এবং যা 
কিছু লিখেছি তা আর কাটছাট করব না। কারণ এ রকম জ্ঞানগর্ভ কাজ চাইলেই রোজ 
রোজ করা যায় না। তাছাড়া মনের আনন্দ-নিরানন্দ, অবকাশ মুহূর্ত ও কলমের বহমানতার 
ওপরও ভরসা নেই ৷ গ্রন্থ রচনা সমাপ্তির পর মানুষ যে যার প্রয়োজনীয় স্বাদ ও রুচি 
মুতাবিক নিজেই বাছাই করে নিতে পারবে, সংক্ষেপ করতে চাইলেও পারবে। 


www.almodina.com 


মওলানা সাইয়েদ মানাধির আসান গীলানী ও মওলানা শাহ হালীম 'আতা আর 
ইহজগতে নেই ধারা এই সিলসিলার সর্বাধিক গুণগ্রাহী ছিলেন । ১ম খণ্ড প্রকাশের পর 
মওলানা গীলানী (র.)-ই সবচে’ বেশি আনন্দ প্রকাশ করেছিলেন । বইয়ের প্রতিটি শব্দ 
গভীর আগ্রহে পড়েছিলেন এবং অত্যন্ত উৎসাহ ও প্রভাবমপ্তিত ভাষায় চিঠি লিখেছিলেন । 
আমাদের জানা মতে ভারত উপমহাদেশে মরহুমই ছিলেন শায়খ-ই আকবর-এর 
সমঝদার পাঠক ও বাহক । তদ্সত্রেও তিনি ছিলেন শায়খুল ইসলাম (র.)-র ইমামত ও 
“আজমত-এর সমর্থক, তীর গুণগ্রাহী ও তার রচনার আগ্রহী পাঠক । আমার নিশ্চিত 
বিশ্বাস, আজ যদি তিনি বেঁচে থাকতেন তবে বর্তমান খণ্ড প্রকাশে খুবই আনন্দ পেতেন। 

মওলানা শাহ হালীম “আতা গোটা জীবনটাই নীরব নিভৃতে কাটিয়েছেন । জ্ঞানী 
মহলেও তার পরিচিতি বড় একটা নেই । তার সম্পর্কে তারা কমই জানতে পেয়েছেন। 
কিন্তু আসলে এই উপমহাদেশে শায়খুল ইসলাম ও তার ছাত্রদের জ্ঞান-ভাণ্ডার সম্পর্কে 
তার চেয়ে বেশী কেউ জানতেন না। তাদের রচনা ও গবেষণাকর্ম সম্পর্কে তিনি ছিলেন 
জীবন্ত বিশ্বকোষ । যদিও ১ম খণ্ড তার সাহায্য ও দিক-নির্দেশনা থেকে বঞ্চিত হয় নি, কিন্তু 
২য় খণ্ডেও তার বিস্তৃত জ্ঞান, প্রখর স্বৃতিশক্তি ও তার মূল্যবান পাঠাগার লেখককে পরামর্শ 
ও সাহচর্য যুগিয়েছে এবং বর্তমান গ্রন্থের বিন্যাস ও সংকলনে তার এতটা হিস্যা রয়েছে, 
কৃতজ্ঞতা ও স্বীকৃতির উন্নত থেকে উন্নততর শব্দ চয়নও তার জন্য যথেষ্ট হবে না। এই 
শেষ যুগেও এ দু'জন বুযুর্গ প্রথম যুগের “উলামায়ে কিরামের ‘ইল্‌ম, নিবিষ্টচিত্ততা, জ্ঞান 
নিমগ্নতা, বিস্তৃত দৃষ্টি ও গভীর অধ্যয়নের কথাই স্মরণ করিয়ে দেয়। আল্লাহ্‌ পাক তাদের 
উভয়কে ক্ষমা করুন ও তাদের দর্জা বুলন্দ করে দিন! 

প্রাচীন উৎস ছাড়াও বর্তমান গ্রন্থ রচনায় মিসরীয় মনীষী শায়খ মুহাম্মদ আবু যুহরাকৃত 
‘ইবনে তায়মিয়া' নামক গ্রন্থ থেকে প্রভৃত সাহায্য পেয়েছি। বিনয়ের সঙ্গে আমি এর 
স্বীকৃতি দিচ্ছি এবং এজন্য শুকরিয়া আদায় করা কর্তব্য মনে করছি। 

আল্লাহ্‌ তা'আলার দরবারে প্রত্যাশা, ১ম খণ্ডের ন্যায় বর্তমান খণ্ডটিও ভারতবর্ষের 
শিক্ষিত ও ধর্মীয় মহলে জনপ্রিয় হবে এবং গভীর আগ্রহে পড়া হবে। 


১৭ই মহররম, ‘৭৬ হিজরী আবুল হাসান আলী 


দাইরা-ই শাহ “আলামুল্লাহ্‌ (র.) 
রায়বেরেলী 


www.almodina.com 


সুচী 


প্রথম অধ্যায় 


শরীয়তের মুখপাত্র ও সর্বতোমুখী প্রতিভার অধিকারী একজন সংঙ্কারকের 
প্রয়োজনীয়তা (১৭), ইবনে তায়মিয়া (র.)-র যুগ (২৪), মিসরের মামলুক সুলতানগণ 
(২৫) সাম্রাজ্যের রীতিনীতি (২৮), দেশের সামাজিক, নৈতিক ও চারিত্রিক অবস্থা (৩০) 
শিক্ষা ও জ্ঞানগত অবস্থা (৩২) ইবনে তায়মিয়া (র.)-র পিতৃভূমি (৩৫) ইবনে তায়মিয়া 
(র.)-র খান্দান (৩৬), জন্ম আবাসভূমি পরিবর্তন (৩৮), অসাধারণ স্মৃতিশক্তি (৩৯), 
শিক্ষা লাভ ও পরিপূর্ণতা অর্জন (৪০), ইবনে তায়মিয়া (র.)-র প্রথম দরস প্রদান (8৪), 
হজু (৪৬), রাসূলের প্রতি গালি বর্ষণকারীর শাস্তি (৪৬), পয়লা বিরোধিতা (৪৭), দামিশৃক 
অভিমুখে তাতারী বাহিনী (৫১), মিসর সুলতানের পরাজয় ও দামিশৃকের অবস্থা (৫২), 
কাযানের সঙ্গে ইবনে তায়মিয়া (র.)-মুলাকাত (৫৩) আবু “আব্বাস বলেন (৫৫), 
দামিশকে তাতারীদের বিশৃঙ্খল কার্যকলাপ (৫৬), মদের বিরুদ্ধে জিহাদ (৫৮), বদ 
'আকীদাগ্রস্ত পাহাড়ী লোকদেরকে শায়েস্তাকরণ ও তাদের মাঝে ইসলামের প্রচার (৫৯), 
তাতারীদের পুনরাগমন এবং ইবনে তায়মিয়া (র.)-র জিহাদ ঘোষণা (৫৯), মিসর সফর 
(৬০), তাতারীদের সঙ্গে চূড়ান্ত যুদ্ধ ও ইবনে তায়মিয়া (র.)-র কৃতিতৃপূর্ণ অবদান, (৬১) 
বিদ'আত প্রত্যাখ্যান ও গৰ্হিত কর্মের অবসান (৬৬), ধর্মদ্রোহী (মুলহিদ) ও ফিতনাবাজ 
লোকদের বিরুদ্ধে জিহাদ (৬৮) রিফাঈদের সঙ্গে বিতর্ক (৭০), ইবনে তায়মিয়া (র)-র 
বিরোধিতা এবং মিসরে তলব (৭২), ওয়াহদাতু'ল-ওজুদের “আকীদা প্রত্যাখ্যান (৭২), 
মিসরে ইবনে তায়মিয়া (র) (৮৩) বন্দী ও মুক্তি, (৮৪), স্বয়ং শায়খুল ইসলামের ভাষায় 
মতপার্থক্যের ভিত্তি এবং মতামত বিশ্লেষণ (৮৫), কারা অভ্যন্তরে সংস্কার প্রয়াস, তা'লীম 
ও তার প্রভাব (৯৫), ইবনে তায়মিয়া (র.)-র চারিত্রিক সমুন্নতি (৯৬), দর্স প্রদান ও 
জনকল্যাণ (৯৮), মায়ের নামে ইবনে তায়মিয়া (র.)-র পত্র (৯৮), পুনর্বার বন্দী (১০১) 
রাজনৈতিক পবির্তন ও ইবনে তায়মিয়া (র.)-র ওপর কঠোরতা বৃদ্ধি (১০৩) রুকন উদ্দীন 
জাশনগীরের পতন (১০৫), ইবন তায়মিয়া (র.)-র মুক্তি ও শাহী সম্মান লাভ (১০৭), 
মিসরে সুন্নতে যুসুফী (১০৯) দামিশৃক প্রত্যাবর্তন (১১২), ফিক্হী মাসলা-মাসাইলের 
প্রতি বিশেষ মনোযোগ প্রদান (১১২), তিন তালাকের মাসালা (১১৫), হলফ 
বি'ত-তালাক-এর মাসলা ও ইবনে তায়মিয়ার নজরবন্দী (১১৮), শেষ বন্দীত (১২০) 
আলিম ও ধার্মিক লোকদের দুঃখ ও ক্ষোভ প্রকাশ (১২৪), কারাগারে ইবনে তায়মিয়া 
(র.)-এর কর্ম ব্যস্ততা (১২৬), নতুন বিধি-নিষেধ, লেখাপড়ার উপকরণাদি থেকে বঞ্চিত 
(১২৬) কয়লার সাহায্যে লিখন (১২৭), আত্মসমর্পণ ও আত্মতুষ্টি এবং হাম্দ ও শোকর, 
(১২৮), জীবনের শেষ দিনগুলো ও ইনতিকাল (১২৯), জানাযা ও দাফন (১৩১), 
গায়েবানা সালাত-ই জানাযা ১৩২ । 


www.almodina.com 


দ্বিতীয় অধ্যায় 


উল্লেখযোগ্য গুণাবলী ও কামালিয়াত (১৩৩), ব্যাপক পাণ্ডিত্য ও সামগ্রিকতা, 
(১৩৫), বীরত্ব ও চিন্তার দৃঢ়তা, (১৩৯), নিষ্ঠা ও নিবিষ্টচিত্ততা ১৪৫। 


তৃতীয় অধ্যায় 
তার লেখনীর বৈশিষ্ট্য ১৪৮। 


চতুর্থ অধ্যায় 


বিরোধিতার কারণ এবং তার সমালোচক ও সমর্থক ১৫৩। 


পঞ্চম অধ্যায় 

“আরিফ বিল্লাহ ও মুহাক্কিক আলিম হিসাবে শায়খুল ইসলাম (র.) (১৭০), আল্লাহ্‌র 
দাসত্ব ও প্রতিনিধিত্ের স্বাদ (১৭২), ইবাদতের স্বাদ ও মগ্রতা (১৭৪), যুহদ ও নির্জনতা 
অবলম্বন এবং দুনিয়ার প্রতি অবজ্ঞা প্রদর্শন (১৭৬), বদান্যতা এবং অপরকে নিজের 
তুলনায় শ্রেষ্ঠত্ব ও অগ্রাধিকার দান (১৭৭) বিনয় ও স্বার্থলেশহীনতা (১৭৯) প্রশান্তি ও 
আনন্দ (১৮১) সুন্নাহ্‌র পূর্ণ আনুগত্য ও অনুসরণ (১৮২), সত্যবাদী পৃণ্যাত্বাগণের মধ্যে 
জনপ্রিয়তা ও সমকালীন উলামায়ে কিরামের সাক্ষ্য, (১৮৩) অন্তর্দৃষ্টি ও কারামত ১৮৪ । 

অধ্যায় 

শায়খুল ইসলাম হাফিজ ইবনে তায়মিয়া (র.)-এর পুনর্জাগরণ ও সংক্কারমূলক কাজ 
(১৯৪) প্রকাশ্য কবর পূজা (১৯৬), আল্লাহ্‌কে ভয় নেই, মাযারবাসীকে ভয় (১৯৭), 
আল্লাহ ও আল্লাহর নিদর্শনসমূহকে নিয়ে ঠাপ হেরযান করা (১৯৮) সরি 
কাফিরদের দুঃসাহস ও ধৃষ্টতা প্রদর্শন (২০৮), বুযুর্গদের সম্পর্কে উলুহিয়াতের “আকীদা 
(১৯৯), মাশহাদ-এর ফেতনা (২০০), মাযার ও মাশাহাদ-এর হজ্জ (২০১), বায়তুল্লাহর 
হজ্জের ওপর প্রাধান্য দান (২০২), মসজিদের জনশূন্যতা, ভগ্ন ও জীর্ণদশা এবং মাশহাদ 
(মাযার)-এর জমজমাট ও রমরমা অবস্থা (২০৩), ইমাম ইবনে তায়মিয়া (র.)-র সংস্কার 
কর্ম এবং শির্কমূলক “আকীদার প্রত্যাখ্যান ও বিরোধিতা (২০৫), গায়রুল্লাহর নিকট দুআ 
ও সাহায্য কামনার প্রতি নিষেধাজ্ঞা (২০৫), গায়রুল্লাহর নিকট দু'আ হারাম হবার 
অন্তর্ণিহিত তাৎপর্য (২০৭), কবরবাসীর নিকট দু'আকারীদের বিভিন্ন শ্রেণী ও এর রূপ 
(২০৮), জীবিত লোকের নিকটও এমন কিছু চাওয়া জায়েয নয়, যা ইহ্জাগতিক 
কার্যকারণের উর্ধ্বে (২১১), মধ্যস্থৃতার হাকীকত (২১২), মাশহাদসমূহ নিকৃষ্ট বিদ'আত 
(২১৪), বাতেনী ও রাফেযী সম্প্রদায় মাশহাদ-এর আবিষ্কারক (২১৬), অধিকাংশ মাশহাদ 
ও মাযারই জাল (২১৭), মাশহাদ ও মাযার উদ্দেশ্য সিদ্ধির সহায়ক হবার কাহিনী (২১৮), 
মুশরিকদের জন্য শয়তানের প্রতিকৃতি (২১৯), ইমাম ইবনে তায়মিয়া (র.)-র সংস্কার 
কর্ম ও তার প্রভাব ২২১। 


সপ্তম অধ্যায় 
দর্শন, যুক্তিবাদ ও কালামশাস্ত্রের সমালোচনা এবং কুরআন সুন্নাহর দাওয়াতি পদ্ধতির 
শ্রেষ্ঠত্ব প্রমাণ (২২৩), মুসরিম জাহানে গ্রীক দর্শন ও যুক্তিবাদ (২২৩), গ্রীক দর্শনের অন্ধ 


অনুকরণ (২২৫), দর্শন ও যুক্তিবাদের বুদ্ধিবৃত্তিক মূল্যায়নে ইবৃনে তায়মিয়ার অবদান 
(২২৭), গণিত ও প্রকৃতি বিজ্ঞানে গ্রীক অবদানের স্বীকৃতি (২২৮), বিরোধের মূল ক্ষেত্র 


www.almodina.com 


অতিপ্রাকৃত দর্শন (২২৯), গ্রীক অতি প্রাকৃত দর্শন এবং এশী জ্ঞানের তুলনামূলক 
আলোচনা (২৩১), গ্রীক দার্শনিকদের অজ্ঞতা ও অবিমৃষ্যকারিতা (২৩২), প্রতিমা ও 
তারকাপূজক গ্রীস (২৩৩), পূর্ববর্তী ও পরবর্তী গ্রীক দার্শনিকদের পার্থক্য (২৩৪), 
ধর্মতত্বের সাথে এ্যারিস্টটলের অপরিচয় (২৩৫), গ্রীক দর্শনে আল্লাহর অবস্থান (২৩৫), 
মুসলিম দার্শনিকদের অন্ধ গ্রীক-অনুকরণ (২৩৬), নবুওয়তের মর্যাদা সম্পর্কে অজ্ঞ ইবনে 
সীনা (২৩৭), কালামশাস্ত্রের দুর্বলতা, কালামশান্ত্রবিদদের দ্যোদুল্যমানতা (২৩৯), দর্শন ও 

অভিন্ন দোষ ও দুর্বলতা (২৪১), দীর্ঘসৃত্রিতা ও কৃত্রিমতা (২৪১), 
কালামশাস্ত্রীয় যুক্তিমালা বিকল্পহীন নয় (২৪২), শ্রেণী বিশেষের উপকার (২৪২), যুক্তি 
প্রয়োগের কুরআনী পদ্ধতি অধিক হৃদয়গ্রাহী ও বিশ্বাস উৎপাদক (২৪৩), আল্লাহর গুণাবলী 
ও সত্তা সম্পর্কে কুরআন ও দর্শনের মৌলিক পার্থক্য (২৪৩), সমগ্র জীবনের ওপর 
গুণাবলী অস্বীকারের প্রভাব (২৪৪), সাহাবাদের বৈশিষ্ট্য (২৪৫) ইসলামী বিশ্বে গ্রীক 
যুক্তিবাদের যাদুকরী প্রভাব (২৪৫), যুক্তিজাত জ্ঞানের মানদণ্ড (২৪৭), যুক্তিশাস্ত্ীয় 
সংজ্ঞাসমূহের খুঁত ও ক্রটি (২৪৮), খাজনার চেয়ে বাজনা বেশী (২৪৯), ভাষায় ও চিন্তায় 
যুক্তিবাদের প্রভাব (২৪৯), কিছু ব্যতিক্রম (২৫১), মান্তিক সম্পর্কে সামথিক মন্তব্য 
(২৫১), যুক্তিবিদ্যার প্রাপ্য স্থান ও মর্যাদা (২৫২), দ্বীন ও ইলাহ সংক্রান্ত তত্ব ও “সত্য' 
বর্ণনায় যুক্তিবাদের দৈন্য (২৫৩) যুক্তিবাদের বিশদ শাস্ত্রীয় সমালোচনা ও ইবনে তায়মিয়া 
(র.)-র ইজতিহাদ ও সংযোজন (২৫৪), বুদ্ধিজাত জ্ঞানের ক্ষেত্রে অনুকরণ বৈধ নয় 
(২৫৫), মুসলিম জাহানে বুদ্ধিজাত জ্ঞান-চর্চায় স্থবিরতা ও ইবনে তায়মিয়ার কর্মের গুরুত্ব 
২৫৬। 


অষ্টম অধ্যায় 
বাতিল ধর্ম ফেরকাগুলোর “আকীদা-বিশ্বাসের মুকাবিলা ব্রিসটধর্ম খণ্ডন ২৫৯-৩০৬ পৃষ্ঠা 


মুসলিম জাহানে খ্রিস্টবাদের নতুন আন্দোলন (২৫৯), খ্রিস্টধর্মে রোমীয় প্রতিমা 
পূজার অনুপ্রবেশ (২৬১), বর্তমান খরিস্টধর্ম কনস্টান্টাইনের আমলে গড়া (২৬২), ইন্জীল 
বা সুসমাচারসমূহের স্বরূপ (২৬৩), ইন্জীলের পরিবর্তন ও বিকৃতি (২৬৫), শব্দের 
সঠিক অর্থ নির্ণয় (২৬৭), ব্যাপক ও সাধারণ ক্ষেত্রে “পুত্র ও পবিভ্রাত্মা' শব্দ দু'টির ব্যবহার 
(২৬৮), ‘আকল ও যুক্তিবিরোধী কথা (২৭০), তাওহীদ ও হযরত “ঈসার মানবতে বিশ্বাসী 
খ্রিস্টান দল (২৭২), তাওরাত ও অন্যান্য আসমানী কিতাবে শেষ নবীর সুসংবাদ (২৭৩), 
নবুওয়তের দলীল ও মু'জিযাসমূহ (২৭৪), মু'জিযারূপে উম্মতে মুহাম্মদীর উত্থান ও 
ইসলামী বিপ্লব (২৭৫), শরীয়তে মুহাম্মদীর অলৌকিকতা (২৭৬), নবুওয়তে বিশ্বাসী 
মাত্রেরই মুহাম্মদী নবুওয়তে বিশ্বাস গ্রহণ অপরিহার্য (২৭৭), শরীয়তে মুহাম্মদীর 
সার্বজনীনতা (২৭৮), শী“আ মতবাদ খণ্ডন (২৮০), গ্রন্থ রচনার অন্তকারণ (২৮৩), 
শী'আদের কথামতে ইয়াহুদী ও খ্রিস্টানরাই উত্তম (২৮৩), উম্মতের শ্রেষ্ঠরা শী'আদের 
চোখে নিকৃষ্ট (২৮৪), একটি উদাহরণ (২৮৫), ইমাম শা“বীর মন্তব্য (২৮৫) প্রথম 
সারির মুসলমানদের প্রতি বিদ্বেষ আর কাফিরদের সাথে সখ্যতা (২৮৫), নিসা 
মানসিকতা (২৮৬), শী'আদের আজব ভেলকি (২৮৭), সাহাবাবিদ্েষ মনের মলিনতার 
প্রমাণ (২৮৭), দুই সাহাবা-প্রধানের প্রতি বিদ্বেষ রিসালতের প্রতি অপবাদ (২৮৮), 
সাহাবাদের মর্যাদা সন্দেহাতীতরূপে সত্য (২৯০), সাহাবারা নিষ্পাপ ছিলেন না (২৯০), 
ইতিহাসে সাহাবায়ে-কিরামের নজীর নেই (২৯১), উম্মাহর সকল কল্যাণের উৎস 
সাহাবায়ে কিরাম (২৯৩), সিদ্দিকী খিলাফত নবুওয়তের সত্যতার প্রমাণ (২৯৪), 


www.almodina.com 


জাহিলিয়াতের বংশপৃজা (২৯৬), শী“আভক্তি হুসায়ন বংশধরের জন্য অগ্নি পণ! 
(২৯৬), গৌড়ামির পরিণতি (২৯৭), হযরত আলী (রা.) সম্পর্কে শী“আদের হ্ববিরোধিতা 
(৩০৪), ইমামত প্রসঙ্গ (৩০৫), কুরআন-সুন্নাহ্র প্রতি শী'আদের নিম্পৃহতা (৩০৫), 
মু'তাযিলাবাদে বিশ্বাসী (৩০৬), অতীত ইতিহাস (৩০৬), ভারসাম্যপূর্ণ মধ্য পন্থায় আহলে 
সুন্নত ৩০৬। 


নবম অধ্যায় 


শরীয়তী “ইলমসমূহের পুনরজজ্জীবন ৩০৮-৩১২ 
ইমাম ইবনে তায়মিয়ার সময়কাল (৩০৮), ইবনে তায়মিয়ার রচনাকর্মের বৈশিষ্ট্য 
(৩০৯), তাফসীর (৩১০), হাদীস (৩১১), উসূল-ই-ফিক্হ (৩১১), ফিক্হ ও ইসলামী 
আইন শাস্ত্র (৩১২), পরবর্তী যুগে ইবনে তায়মিয়ার প্রভাব ৩১২। 


দশম অধ্যায় 
ইসলামী চিন্তাধারার পুনরুজ্জীবন, আকাইদের উৎস কুরআন ও সুন্নাহ ৩১৪-৩২৬ 
আকীদা ও বিশ্বাসের নির্ভুল উৎস (৩১৪), দর্শনের অর্থহীন প্রয়াস (৩১৫), 


কালামশান্ত্রবিদদের দর্শনগ্রীতি (৩১৫), পরবর্তী যুগে ইসলামী চিন্তাধারার অবক্ষয় (৩১৬), 
‘আকল ও বুদ্ধির পূজা (৩১৮), 'আকল-বুদ্ধির প্রকৃত মর্যাদা ও অবস্থান (৩১৯), রসূলের 
ওপর নিঃশর্ত ঈমান আনা অপরিহার্য (৩২০), বুদ্ধি ও মুক্তির তাসের ঘর (৩২১), 
বুদ্ধিমানদের বোকামি (৩২২), সুস্থ বুদ্ধি ও এশী বাণীর মাঝে বিরোধ নেই (৩২৩), 
সর্বোত্তম বুদ্ধিজাত প্রমাণ আল-কুরআন (৩২৪), রসূল (সা.)-এর শিক্ষায় কোন 
গৌজামিল নেই (৩২৫), ইবনে তায়মিয়ার দাওয়াত ও তাঁর কৃতিতৃপূর্ণ অবদান ৩২৬। 


একাদশ অধ্যায় 
তাকলীদ-পূর্ব যুগে কুরআন, সুন্নাহ্‌ ও ফিক্হ শাস্ত্র ৩২৮-৩৩৬ 
তাকলীদের সূচনা ও কার্যকারণ (৩২৮), তাকলীদের প্রকৃতি (৩২৯), পরবর্তী 
যুগের বিচ্যুতি ও সীমালংঘন (৩৩১), ইমাম ইবনে তায়মিয়ার দৃষ্টিতে তাকলীদ ও 
ইজতিহাদ (৩৩২), ফিক্হ শাস্ত্রে ইমাম ইবনে তায়মিয়ার মর্যাদা (৩৩৫), ইমাম ইবনে 
তায়মিয়ার সংস্কার প্রচেষ্টার ফল ৩৩৬। 


দ্বাদশ অধ্যায় 
ইবনে তায়মিয়ার সুযোগ্য ছাত্র ও উত্তরসূরী ৩৩৭-৩৬৬ 
ইবনে কায়্যিম, নাম ও বংশ (৩৩৭), জ্ঞানগত মর্যাদা (৩৩৮), যুহদ ও ইবাদত 
(৩৩৮), অগ্নি-পরীক্ষা (৩৩৯) ছাত্র ও সমসাময়িকদের স্বীকৃতি (৩৪০), রচনা ও অধ্যাপনা 
(৩৪০) রচনা-বৈশিষ্ট্য (৩৪০) গুরুত্বপূর্ণ রচনাসমূহ (৩৪০), মৃত্যু (৩৪১), 
যাদু'ল-মা'আদ গ্রন্থ পর্যালোচনা (৩৪২), ইবনে আবদুল হাদী (৩৫৮), সংক্ষিপ্ত বৃত্তান্ত 
(৩৬০), রচনাবলী (৩৬১), ইবনে কাছীর (৩৬২), হাফিজ ইবনে রজব* (৩৬৫), সংক্ষিপ্ত 


www.almodina.com 


www.almodina.com 


শায়খুল ইসলাম হাফিজ ইবন তায়মিয়া (র) 


শরীয়তের মুখপাত্র ও সর্বতোমুখী প্রতিভার অধিকারী 
একজন সংস্কারকের প্রয়োজনীয়তা 


এশী দর্শন ও “আকাইদের ক্ষেত্রে গ্রীক দর্শন ও মুতাকাল্িম 
(কালাম-শান্ত্রবিদ)-দের বুদ্ধিবৃত্তিক বাহ্যিকতার একটি অনিবার্য প্রতিক্রিয়া 
স্বাভাবিকভাবেই দেখা দেয় । আর এর পতাকাবাহী ছিলেন মওলানা জালালুদ্দীন 
রূমী। ত্রুটিপূর্ণ ও ভাসা ভাসা বুদ্ধিবৃত্তির মুকাবিলায় উন্নততর বুদ্ধিবৃত্তি, সুদৃঢ় 
চিন্তাধারা ও দৃষ্টিভঙ্গির এ ছিল এক স্বাভাবিক বহিঃপ্রকাশ, ছিল নতুন এক 
‘ইলমে কালামের শুভ উদ্বোধন যার বুনিয়াদ রাখা হয়েছিল আত্মা ও দৃষ্টির 
সমুন্নতি, শুচি-শুভ্র পবিত্রতা ও মুতাকাল্পিমের ব্যক্তিগত অভিজ্ঞতার ওপর। 
মওলানা রূমী (র) ছিলেন তার যুগের একজন গভীর পান্তিত্যসম্পন্ন “আলিম ও 
একজন অভিজ্ঞ মুতাকাল্িম যাকে আল্লাহ্‌ পাক “আরিফের কলব (অন্তঃকরণ, 
আত্মা) ও “আশিক প্রকৃতি দান করেছিলেন। দার্শনিকের বাক-রীতি ও 
মুতাকাল্লিমের খুঁটিয়ে খুঁটিয়ে দেখার প্রতি তার প্রকৃতি ছিল শীতল, নিস্পৃহ ও 
অসন্তুষ্ট । একজন গভীর প্রত্যয়ী ও 'ইশকের অধিকারী মানুষের সাহচর্য, তার 
রিয়াযত ও মুজাহাদা তাকে এই মকামে পৌছে দেয় যেখান থেকে তার ইল্মে 
কালামের এঁ সব যুদ্ধে হাকীকত (সত্য, মূলতত্ত্ব ও যথার্থতা) কম এবং মেধা ও 
বাগ্িতা অধিক দৃষ্টিগোচর হত । এই মকামে পৌছে তিনি ধর্মীয় মূল তন্বৃগুলোকে 
নিজের ভাষায় বর্ণনা করেন এবং সে সবের প্রমাণ করবার জন্য সে সব রাস্তা 
এখতিয়ার করেন যা হাকীকতের অধিকতর নিকটবর্তী এবং জ্ঞাতব্য শক্তি ও 
অভিজ্ঞতার ওপর ছিল যার ভিত্তি । 

কিন্তু দর্শনের এই বিদ্রোহ ও ‘ইল্‌মে কালামের এই ভারসাম্যহীনতার 
বিরুদ্ধে আরও একটি প্রতিক্রিয়া দেখা দেবার দরকার ছিল যা পূর্বোল্লিখিত 
প্রতিক্রিয়ার মুকাবিলায় সত্যের কিছুমাত্র কম অনুকূল ছিল না। দর্শন (এশী ও 
ধর্ম সংক্রান্ত) ও ‘ইলমে কালামের আলোচ্য বিষয়বস্তু ছিল আল্লাহর যাত (সত্তা) 
ও সিফাত (গুণাবলী)-এর সমস্যা । ইসলামী শরীয়ত 'আকাইদের ব্যাপারে 
মানুষকে অন্ধকারে ছেড়ে দেয়নি, বরং যেহেতু এই শাখাটি মানুষের গোটা জীবন 
সাধক (২য়)-২ 


www.almodina.com 


১৮ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 
ও যিন্দেগী, “আমল ও আখলাক এবং বিশুদ্ধ তমদ্দুন ও সুস্থ সঠিক সমাজের 
বুনিয়াদ, সেজন্য সে (ইসলামী শরীয়ত) আগেকার সমস্ত ধর্ম ও মযহাব থেকে 
আল্লাহ্র সত্তা ও গুণাবলী সম্পর্কে অনেক বেশী স্পষ্ট, সাধারণের বোধগম্য ও 
চূড়ান্ত শিক্ষা দান করে যারপর এক্ষেত্রে আর কোন পরিশ্রম, মাথা ব্যথা ও কোন 
রকম কষ্ট-কল্পনার প্রয়োজন ছিল না। এই 'ইল্ম ও য়াকীনের উৎসমূল একমাত্র 
আম্বিয়া 'আলায়হিমু'স-সালামের পেশকৃত শিক্ষা । তারা (আত্বিয়া-ই-কিরাম) যা 
কিছু বলে দিয়েছেন এবং যতটা বলে দিয়েছেন সেটাই চূড়ান্ত ও শেষ কথা । 
কেননা একমাত্র তারাই সেই মহান সত্তা, তার কল্পনাতীত ও উপমাবিহীন 
গুণাবলীর পরিচিতি সম্পর্কে জ্ঞাত ছিলেন। এ বিষয়ে আলোচনা করবার এবং 
একটি পক্ষ হবার কোন অধিকার দর্শনের ছিল না। তার এ জ্ঞানের প্রাথমিক 
ধারণাটুকুও ছিল না, আর না এতটুকুই জানা ছিল যতটুকু সুবিন্যস্ত করে সে 
অজ্ঞাত তত্ত্ব পর্যন্ত পৌছে থাকে, আর না এখানে কোন প্রকার অভিজ্ঞতা, 
পর্যালোচনা কিংবা পরীক্ষা-নিরীক্ষার সুযোগ ছিল, আর না দার্শনিকদের মধ্যে এর 
যোগ্যতাই আছে। কিন্তু তৎসর্তেও দর্শন তার নিজ সীমারেখা অতিক্রম করে এবং 
এ বিষয়ে কেবল সে অবাঞ্ছিত হস্তক্ষেপই করেনি, বরং এর সমস্যা ও খুঁটিনাটি 
বিষয়াদিতে এতখানি আস্থা ও দৃঢ়তা সহকারে এবং এতটা বিস্তারিত ও সুক্ষ্মভাবে 
আলোচনা করে এবং এর পর্যালোচনা থেকে কাজ নিতে শুরু করে যা কেবল 
একটি রাসায়নিক পরীক্ষাগারেই আঞ্জাম দেওয়া যেতে পারে। 

দর্শনের মুকাবিলা ও ধর্মের সাহায্য ও সমর্থনের জন্য “ইলমে কালাম 
জন্মলাভ করে এবং এমনটি হবার প্রয়োজনও ছিল। কিন্তু পরবর্তীকালে দেখা 
গেল, ক্রমান্বয়ে খোদ দর্শনের প্রাণসত্তাই এতে অনুপ্রবেশ করেছে এবং তা একটি 
ধর্মীয় দর্শনে রূপ লাভ করেছে। সেই একই তার আলোচ্য বস্তু, সেই একই 
আলোচনা-সমালোচনা পদ্ধতি ও যুক্তি-প্রমাণ পন্থা এবং সেই একই মৌলিক 
ভ্রান্তি যে, আল্লাহ্‌র সত্তা ও গুণাবলী (যাত ও সিফাত) ও ইন্দ্রিয়াতীত ও বুদ্ধির 
অগম্য সমস্যাগুলোকে জ্ঞান ও বুদ্ধির সাহায্যেই প্রমাণ করা যায়। সেই একই 
রূপ আম্বিয়া “আলায়হিমুস-সালামের ব্যাখ্যা-বিশ্লেষণের ওপর অনাস্থা ও অতৃপ্তি, 
সেই সীমাবদ্ধ, ত্রুটিযুক্ত ও ভুল বোঝাবুঝি সৃষ্টিকারী গ্রীক পরিভাষার ব্যবহার । 
এর ফল হল, সমস্যার নিষ্পত্তি ও কথা সংক্ষিপ্ত হবার পরিবর্তে তা আরো বেশী 
জটিল ও দীর্ঘসূত্রিতা লাভ করল এবং আল্লাহ্‌র সত্তা ও গুণাবলীর মত নেহাৎ 
সাদাসিধে, কার্যকর ও মর্মস্পর্শী বর্ণনার সমান্তরাল, যার ভেতর অন্তর-রাজ্যে 
ঈমান ও সুদৃঢ় আস্থা সৃষ্টি করবার, সেই সাথে প্রতিটি যুগের মেধা, মস্তিষ্কের 
সন্তোষ বিধান ও সান্ত্বনা প্রদানের পরিপূর্ণ যোগ্যতা ছিল এবং যা ছিল আল্লাহ্র 
কিতাব ও রসূলের সুন্নাহ্‌র স্বতঃপ্রকাশিত অর্থের ওপর স্থাপিত একটি দীর্ঘ 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ১৯ 
পেচালো এশী দর্শন ও একটি মোটা 'আকাইদের শরাহ (ব্যাখ্যা, ভাষ্য) তৈরি 
হয়ে যায় যার ওপর গ্রীক দর্শনের প্রতিদ্বন্দী ও প্রতিপক্ষ হওয়া সত্ত্বেও এর 
চিন্তাধারার বেশ ভাল রকম প্রভাব এতে পড়েছিল । এ অবস্থার বিরুদ্ধে কুরআন 
ও সুন্নাহ্‌র রূহ (প্রাণ, আত্মা) সর্বদাই বিক্ষোভ ও প্রতিবাদ জানাতে থাকে । 
মুসলিম উম্মাহর একটি উল্লেখযোগ্য অংশ এসব বিস্তারিত দার্শনিক বর্ণনা ও 
মুতাকাল্লিমসুলভ জটিল ব্যাখ্যার বিরোধী হিসেবে বিরোধিতা অব্যাহত রাখেন। 
কিন্তু কুরআন-সুন্াহ্র যথার্থ ও কার্যকর মুখপাত্র হিসেবে ভূমিকা পালনের জন্য 
এমন একজন শক্তিশালী ঈমান, সুবিস্তৃত জ্ঞান ও সূক্ষ্ম দৃষ্টিসম্পন্ন 'আলিমের 
প্রয়োজন ছিল যিনি এ বিষয়ে সুদৃঢ় ঈমান রাখেন, কুরআন ও সুন্নাহ্‌র 
স্বতঃপ্রকাশিত অর্থসমূহ, আল্লাহ্‌র সত্তা ও গুণাবলী সম্পর্কে তার বর্ণনা ও 
ব্যাখ্যা-বিশ্রেষণই যথেষ্ট, যিনি তার মেধা, প্রতিভা ও গভীর অধ্যয়নের মাধ্যমে 
দর্শনের প্রতিটি নাড়ী-নক্ষত্র সম্পর্কে অবহিত, যিনি গ্রীক পণ্ডিতদের বাণী ও উক্তি, 
ধ্যান-ধারণা ও ধর্মীয় চিন্তাধারার জ্ঞানগর্ভ সমালোচনা করতে পারেন, সে সবের 
মৌলিক দুর্বলতা সম্পর্কে যিনি ওয়াকিফহাল এবং যিনি তার গভীর চিন্তা ও 
গবেষণার সাহায্যে ‘ইলমে কালামের তলদেশ পর্যন্ত পৌছে গেছেন, বিভিন্ন 
মযহাব ও মুসলিম ফেরকার সূক্্মাতিসূক্ম মতভেদগুলো সম্পর্কে যিনি অবগত, 
“ইলমে কালামের গোটা ইতিহাস ও এর চূড়ার ওপর যার দৃষ্টি রয়েছে, তার 
পরিপূর্ণ অধ্যয়ন ও অভিজ্ঞতা দ্বারা তার ভেতর কুরআন ও সুন্নাহর স্বতঃপ্রকাশিত 
অর্থসমূহ ও সাহাবায়ে কিরাম ও প্রথম যুগের “উলামায়ে মুজতাহিদীনের ওপর 
গভীর আস্থা ও সুদৃঢ় বিশ্বাস ও তার সমর্থন তথা প্রতিনিধিত্বের ব্যাপারে প্রবল 
আবেগ ও অদম্য ইচ্ছা সৃষ্টি হয়েছে, যিনি বুদ্ধিবৃত্তির দিক দিয়েও এর অগ্রাধিকার 
ও শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য অস্থির হবেন। অতঃপর এই নাযুক ও বিরাট কর্ম 
সম্পাদনের জন্য তার নিকট সে সব উপকরণ ও যোগ্যতা থাকবে যা এত বড় 
বিরাট কর্ম সম্পাদনের জন্য দরকার, যিনি স্বীয় মেধা, যুক্তি-প্রমাণ ও বাকশক্তি, 
প্রশস্ত দৃষ্টিভঙ্গি ও ব্যাপক অধ্যয়নের ক্ষেত্রেও বিশিষ্ট স্থানের অধিকারী, সেই সঙ্গে 
যিনি তার যুগের স্বাভাবিক মানের উর্ধ্বে হবেন এবং যে কোন বিচারে যিনি হবেন 
এই খেদমত আন্জাম দেবার সম্পূর্ণ যোগ্য। 


অপর দিকে ইসলাম অভ্যন্তরীণ ও বহিঃশক্তির হামলার শিকারে পরিণত 
হয়েছিল । খ্রিস্টানদের ভেতর নিজেদের ধর্মের সত্যতা ও অন্রান্ততা প্রমাণ করবার 
এবং ইসলামের ওপর আপত্তি তুলবার নতুন আন্দোলন সৃষ্টি হয়েছিল । 
ক্রুসেডারদের উপর্যুপরি হামলা এবং শাম (আজকের সিরিয়া, লেবানন ও জর্দান), 
ফিলিস্তীন ও সাইপ্রাসে পাশ্চাত্য বংশোদ্ভূত খ্রিস্টানদের এক বিরাট সংখ্যক 
উপস্থিতি তাদের ভেতর এমনই এক উৎসাহ-উদ্দীপনার জোয়ার সৃষ্টি করে 


www.almodina.com 


২০ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 


দিয়েছিল যে, তারা মুসলমানদেরকে তন্গতভাবে মুকাবিলা করবে, নবুওতে 
মুহাম্মদী (সা)-এর ওপর আপত্তি তুলবে এবং খ্রিস্ট ধর্মের শ্রেষ্ঠত্ব সম্পর্কে পুস্তক 
রচনা শুরু করবে । এর যোগ্য প্রত্যুত্তর দেবার জন্য এমন একজন “আলিম ও 
মুতাকাল্রিমের প্রয়োজন ছিল যিনি খ্রিস্টবাদ ও অপরাপর ধর্ম সম্পর্কে বিস্তৃত ও 
গভীর অধ্যয়ন করেছেন, আসমানী কিতাব ও সে সবের পরিবর্তন তথা বিকৃতি 
সম্পর্কে যিনি পুরোপুরি অবহিত, বিভিন্ন ধর্মের পারস্পরিক তুলনা ও বিচারের 
কাজ যিনি অত্যন্ত সুন্দর ও সুচারুরূপে সম্পন্ন করতে পারেন, যিনি ইসলামের 
সত্যতা ও শ্রেষ্ঠতৃকে শক্তিশালী ও কার্যকরভাবে পান্তিত্যপূর্ণ উপায়ে তুলে ধরতে 
পারেন এবং বুদ্ধিদীপ্ত ও যৌক্তিক উপায়ে বা আস্থার সঙ্গে যিনি অপরাপর ধর্মের 
লোকদেরকে ইসলামের দাওয়াত দিতে সক্ষম । 


এ সব খ্রিস্টান তার্কিক, সমালোচক ও লেখকদের হামলার চেয়েও অধিকতর 
বিপজ্জনক হামলা ছিল একটি নামমাত্র মুসলিম ফেকরি -যার নাম বাতেনিয়া 
ফেরকা-__যাদের ধর্মবিশ্বাস ও শিক্ষা ছিল অগ্নিপূজকদের “আকীদা-বিশ্বাস, 
প্রেটোনিক চিন্তাধারা ও বিপজ্জনক রাজনৈতিক লক্ষ্যের এক অদ্ভুত ও অত্যাশ্চর্য 
জগা-খিচুড়ি। এরা ও এদেব্ধ বিভিন্ন শাখা (ইসমাঈলী, হাশীশী, দুরূযী, নুসায়রী) 
মুসলমানদের বিরুদ্ধে অমুসলিম শক্তির ও বাইরের হামলাকারীদের সব সময় 
সাহায্য করতে থাকে এবং অধিকাংশ সময় এদেরই আন্দোলন ও ষড়যন্ত্রের 
কারণে মুসলিম দেশগুলোর ওপর বাইরের হামলা হয়েছে। শাম ও ফিলিস্তীনের 
ওপর ক্রুসেড আক্রমণের সময় তারা ক্রুসেডারদের সহযোগিতা প্রদান করে । এর 
ফল দাড়াল এই যে, ক্রুসেডাররা যখন শামের ওপর অধিকার জমিয়ে বসে তখন 
বাতেনী ফের্কার লোকদেরকেই তারা তাদের আস্থাভাজন ও নৈকটয প্রাপ্তদের 
অন্তর্ভুক্ত করে নিয়েছিল এবং এভাবেই তারা তাদের সাহায্যের প্রতিদান 
দিয়েছিল। যঙ্গী ও আয়্যবী শাসনামলে এরা সর্বদাই ষড়যন্ত্র ও বিদ্রোহে লিপ্ত 
থাকে । অষ্টম শতাব্দীতে তাতারীরা যখন শামের ওপর হামলা চালায় তখন তারা 
প্রকাশ্যভাবে ও খোলামেলা তাতারীদের সহযোগিতা দেয় এবং মুসলমানদের 
ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করে। এছাড়া তারা মুসলমানদের মধ্যে সব সময় মানসিক 
বৈকল্য ও অস্থিরতা, ধর্মের প্রতি অনাস্থা ও বিদ্রোহ বিস্তার, ধর্মহীনতা ও 
ধর্মদ্রোহিতা প্রচারে নিরন্তর ব্যাপৃত থাকত এবং মুসলমানদের ধর্মীয় দুর্গে পঞ্চম 
বাহিনীর সদস্য হিসাবে কাজ করত । এসবের স্বাভাবিক দাবী ছিল, এসব ফেব্কার 
ওপর জ্ঞানগত ও কার্যকর আঘাত হানতে হবে, তাদের 'আকীদা-বিশ্বাস ও 
উদ্দেশ্যের পর্দা খুলে দিতে হবে, মুসলমানদেরকে এদের সম্পর্কে সতর্ক ও 
সাবধান করে দিতে হবে এবং ইসলামের প্রতি শত্রুতামূলক কার্যকলাপের জন্য 
তাদের উপযুক্ত শাস্তি দিতে হবে । এ কাজও একমাত্র তিনিই আনজাম দিতে 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ২১ 


পারতেন যিনি এ সব ফের্কার অন্তরালে নিহিত হাকীকত (মূলতত্ত্) ও গোপনীয় 
রহস্য, এদের অতীত ও বর্তমান, এদের সমস্ত শাখা-প্রশাখা ও এর সমস্ত 
উপ-ফের্কার 'আকাইদ ও ধ্যান-ধারণা সম্পর্কে ওয়াকিফহাল হবেন, হবেন সে 
সবের তত্ত্বগত সমালোচনা ও প্রত্যাখ্যানের ব্যাপারে পূর্ণ ক্ষমতাবান, যার বুকে 
ইসলামী গায়রতের আবেগ ও এ সব ইসলাম দুশমনের বিরুদ্ধে জিহাদী জোশ ও 
জযবা ক্রিয়াশীল থাকবে । 


এসব ছাড়াও অমুসলিমদের সঙ্গে ঘনিষ্ঠতা ও মেলামেশা, অনারবীয় প্রভাব, 
“আলিম-“উলামার অলসতা ও গাফিলতির কারণে জনসাধারণের ভেতর শেরেকী 
“আমল-আকীদা ছড়িয়ে ছিল। তওহীদ ও নির্ভেজাল ধর্মের ওপর পর্দা পড়েই 
চলছিল । আল্লাহ্‌র ওলী ও সালেহ বান্দাদের সম্পর্কে য়াহুদী নাসারাদের ন্যায় 
অতিরঞ্জন ও বাড়াবাড়িমূলক ধারণা সৃষ্টি হয়ে চলেছিল। আল্লাহ্‌র ওলীদের 
নৈকট্যের মাধ্যমে আল্লাহ্র নৈকট্য লাভের ধারণা বদ্ধমূল হতে চলেছিল এবং 
৬৯) 4111 ৬]10১৬:১৪5৪। ৮৯১০৮১৮০ (আমরা দেবদেবীর পূজা এজন্যই 
করি, এরাই আমাদেরকে আল্লাহ্‌র নিকট সান্নিধ্যে পৌছে দেবে) -এর ন্যায় 
জাহিলী ধ্যান-ধারণা মাথা তুলে দীড়াচ্ছিল। গায়রুল্লাহ্র দোহাই দেওয়া ও 
আল্লাহ ভিন্ন অপর কারুর নিকট সাহায্য প্রার্থনা করার মত বিষয়ও অনেক 
আলিম-“উলামার নিকট খারাপ ও আপত্তিকর ছিল না। আম্বিয়া-ই-কিরাম ও 
আল্লাহ্র সালেহ বান্দাদের কবরের নিকট এমন সব কাজ-কর্ম হতে থাকে যে 
সম্পর্কে রসূলুল্লাহ (স) পূর্বেই আশংকা ব্যক্ত করে গিয়েছেন এবং 
মুসলমানদেরকে যে সম্পর্কে তিনি কঠোরভাবে নিষেধ করেছিলেন; অমুসলিম ও 
যিশ্মী (ইসলামী রাষ্ট্রের আশ্রিত অমুসলিম প্রজা)- দের রীতিনীতি, চালচলন ও 
তাদের সম্প্রদাযগত বৈশিষ্ট্যসমূহ অনুসরণ করা, তাদের ধর্মীয় পালা-পর্ব ও 
মেলায় 'যোগদান এবং তাদের প্রথা ও আচার-অভ্যাস গ্রহণ করতে মুসলমানেরা 
কোনরূপ দ্বিধা করত না। এসব শির্কমূলক জাহিলিয়াতের বিরুদ্ধে জিহাদ করা 
এবং খালেস ও নির্ভেজাল তওহীদের দিকে সমগ্র শক্তিসহযোগে ও 
খোলাখুলিভাবে দাওয়াত দেবার জন্য এমন একজন মুজাহিদ “আলিমের প্রয়োজন 
ছিল যার প্রতিভা ও বুদ্ধিমত্তা শিরক-এর পার্থক্য খুব ভাল রকম বুঝতে সক্ষম, 
যিনি জাহিলিয়াতকে তার যাবতীয় আবরণ ও বাহ্যিক বেশভূষায় আচ্ছাদিত 
অবস্থায়ও চিনতে পারেন, যিনি তওহীদের মুূলতন্ত্ব (হাকীকত) শেষ যুগের 
কিতাবাদি, অজ্ঞ ও জাহিল মুসলমানদের পারস্পরিক ক্রিয়াকলাপ এবং যুগের 
রসম-রেওয়াজের পরিবর্তে সরাসরি কুরআন, সুন্নাহ্‌ ও সাহাবায়ে কিরামের আমল 
থেকে শিখেছেন, বুঝেছেন, যিনি বিশুদ্ধ “আকীদার ঘোষণা দিতে ও প্রকাশ করতে 


www.almodina.com 


২২ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া রে.) 

মতভেদ ও কোন নিন্দুকের নিন্দা বাক্যের পরওয়া করেন না, যিনি কুরআন 
সুন্নাহর ও ইসলামের নির্ভরযোগ্য বিশুদ্ধ ও প্রাথমিক উৎস ও প্রাথমিক যুগের 
অবস্থার ওপর নিরপেক্ষ দৃষ্টি ও পরিপূর্ণ অধিকার রাখেন, যিনি য়াহুদী ও 
খ্রিস্টানদের সত্য থেকে বিচ্যুতি, তাদের ধর্মীয় গ্রন্থের পরিবর্তন ও বিকৃতির 
ইতিহাস এবং জাহিল কওমগুলোর মন-মানসিকতা ও বাসনাসমূহ সম্পর্কে 
পূর্ণরূপে ওয়াকিফহাল এবং যিনি মুসলমানদেরকে কুরআনুল করীমের শিক্ষা ও 
প্রথম শতাব্দীর 'আমল-আকীদায়' ফিরিয়ে আনতে এবং তাদেরকে সাহাবা-ই 
কিরাম ও তাদের স্থলবর্তীদের চাল-চলন, আচার-আচরণ ও পথ-মতের ওপর 
দেখতে প্রবল আগ্রহী । 


তাসাওউফপন্থীদের ভেতর (নানা এতিহাসিক ও তত্ত্বগত কারণে) গ্রীক ও 
ভারতীয় দর্শন ও জ্যোতির্বিদ্যার প্রভাব অনুপ্রবিষ্ট হয়ে গিয়েছিল এবং সে সব 
ইসলামী “আকীদা ও ধ্যান-ধারণার সঙ্গে এমনভাবে মিশে গিয়েছিল, যে, তার 
হদিস পাওয়াও ছিল দুষ্কর । নিউ-প্লেটোনিক মতবাদের জ্যোতির্বিদ্যা কিংবা 
ভারতবর্ষের যোগ, অবতারবাদ ও সংঘের “আকীদা-বিশ্বাস, ওয়াহদাতু'ল-ওজুদের 
পথ ও. মত, জাহির ও বাতেনের সীমারেখা নির্ধারণ, গুপ্ত ভেদ ও রহস্যসমূহ ও 
“বক্ষ জ্ঞানের ফেতনা”, কামিল ও আল্লাহ্‌র পাগলদের জন্য শরীয়তের বিধান 
মওকুফ ইত্যাকার “আকীদা ও ধ্যান-ধারণা তাসাওউফপন্থীদের একটি বিরাট 
অংশের মধ্যে জনপ্রিয় ও স্বীকৃত বিষয়ে পরিণত হয়ে গিয়েছিল । যদিও প্রতিটি 
যুগের মুহাক্কিক ও গভীর তত্বজ্ঞানী 'আলিমগণ এসব বিভ্রান্ত “আকীদা প্রত্যাখ্যান 
ও ইনকার করতে থাকেন, কিন্তু তাসাওউফপন্থীদের একটি বিরাট অংশ এরপরও 
বিষয়টি আকড়ে ধরে থাকে । তাসাওউফের কতক শাখা-প্রশাখা ও সিলসিলা 
প্রতারণামূলক কলাকৌশল ও নজরবন্দীর নিম্নতম পর্যায়ে অবতরণ করেছিল । 
সপ্তম ও অষ্টম শতাব্দীতে রিফাঈ তরীকা এ ব্যাপারে ছিল অগ্রগামী । সাধারণ 
লোকে তো বটেই, অনেক বিশিষ্ট লোকও এসব বিভ্রান্তির শিকার ছিলেন। এ 
বিপদ রুখতে ও শরীয়তের হেফাজতের জন্যও এমন এক জন দৃঢ় বিশ্বাসী ও 
সাহসী সংস্কারকের প্রয়োজন ছিল যিনি এদের শান-শওকত ও প্রভাব-প্রতিপত্তি 
দৃষ্টে এদের ভক্ত-অনুরক্তদের সংখ্যা-শক্তিতে ভীত না হয়ে বেপরোয়া, স্বাধীন ও 
সাহসিকতার সঙ্গে তাদেরকে সমালোচনা করতে পারেন এবং করতে পারেন 
তাদের ভুল-ত্রুটি ও বিভ্রান্তির পর্দা উন্মোচন। 


জ্ঞানী ও পণ্ডিত মহলে কয়েক শতাব্দী থেকে এমন এক বন্ধ্যত্ব বিরাজ 
করছিল, নিজেদের দলীয় ফিকহী ও মযহাবী বৃত্তের বাইরে কদম রাখাকে 
গোনাহ্‌্র কাজ বলে মনে করা হত,এমন কি কুরআন-হাদীসকেও এ সব ফিকহী 
দৃষ্টিকোণ ও দলীয় দৃষ্টিভঙ্গিতে বিচার-বিশ্লেষণ করে দেখবার সাধারণ রেওয়াজ 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ২৩ 


চলছিল । ফিকহী ইখতিলাফের ক্ষেত্রে কুরআন-হাদীসকে ফয়সালাকারী বানাবার 
চেষ্টা করা হত। ফিকহী তরজীহ্‌ (অগ্রাধিকার) ও ইখতিয়ারের দরজা কার্যত বন্ধ 
ছিল। যুগ ও অবস্থার পরিবর্তনের সঙ্গে সঙ্গে অনেক নিত্য-নতুন সমস্যার উদ্ভব 
ঘটছিল যেসবের সমাধানে ফতওয়া প্রদানের জন্য ইসলামের সমগ্র ফিকহী 
ভাণ্তারের ওপর বিস্তৃত দৃষ্টি, কুরআন ও সুন্নাহর ওপর পূর্ণ দখল, ইসলামের 
প্রাথমিক যুগগুলোর পারস্পরিক ‘আমল সম্পর্কে অবহিতি এবং ফিকহ্‌-এর উসূল 
(মূলনীতি) সম্পর্কে গভীরতর জ্ঞানের অধিকার দরকার ছিল। কিন্তু দীর্ঘকাল 
যাবত মানুষের ভেতর থেকে জ্ঞান, দৃষ্টি ও অধ্যয়নের প্রতি প্রবল আগ্রহ স্তিমিত 
হয়ে যাচ্ছিল। মানুষের চিন্তাশক্তি ক্রমেই নিঃশেষিত হয়ে যাচ্ছিল এবং কোন 
“আলিমই নতুন মাসায়েল খুঁজে বের করবার সাহস করছিলেন না। ইসলামী 
কানূন ও.ফিকৃহ স্বীয় খ্যাতি ও উত্থানের যোগ্যতা খুইয়ে বসেছিল এবং ফিক্হ 
-এর প্রাচীন ভাণ্ডারের সম্পদ বৃদ্ধি অসম্ভব মনে .করা হচ্ছিল। এমত অবস্থার 
সংস্কার ও সংশোধনের জন্যও এমন একজন মুহাদ্দিস, ফকীহ ও উসূলীর 
(নীতিশাস্ত্রবদের) আবশ্যক ছিল যিনি সমগ্র ইসলামী গ্রন্থাগার ও তার 
জ্ঞানভাপ্তার পরীক্ষা-নিরীক্ষা ও পর্যালোচনা করে দেখেছেন, কুরআন ও হাদীসে 
যার গভীর পাণ্ডিত্য দেখে লোকে বিস্মিত হবে, হাদীসের শ্রেণী-বিভাগ, বিন্যাস ও 
তার সংকলনগুলোর ওপর যার এমন প্রখর দৃষ্টি থাকতে হবে যেন লোকে বলে, 
এ ব্যক্তি যে হাদীস জানেন না সেটা হাদীসই নয়। ফকীহদের ইখতিলাফ 
(মতপার্থক্য) এবং সে সবের উৎস ও প্রমাণ-পঞ্ভী সর্বদা যার নখদপর্ণে থাকবে, 
আপন মযহাব ছাড়াও অপরাপর মযহাব ও সে সবের খুঁটিনাটি সম্পর্কেও যিনি 
স্বয়ং সেই মযহাবের শিক্ষক ও মুফতীর চেয়ে বেশী খবর রাখেন, মাসায়েল বের 
করবার শক্তি ও ব্যক্তিগতভাবে তাহকীক করবার সঙ্গে জঙ্গে প্রাচীন যুগের 
বুযুর্গদের সীমারেখার মধ্যে সীমাবদ্ধ এবং মুজতাহিদ ইমামগণের মরতবা 
সম্পর্কে জ্ঞাত হবেন, অভিধানের ক্ষেত্রে মুহাক্কিক (উদাহরণ দ্বারা প্রমাণকারী 
দার্শনিক) এবং ভাষার ব্যাপারে একজন সমালোচক ও বিশেষজ্ঞ হবেন, 
ব্যাকরণের ক্ষেত্রে এতটা পাপ্তিত্যের অধিকারী হবেন যাতে একজন বৈয়াকরণের 
ত্রুটিও তিনি অতি সহজেই বের করতে পারেন, যার স্মৃতিশক্তি ইসলামের প্রথম 
যুগের মুহাদ্দিসগণের স্মরণকেই জাগিয়ে তোলে, যার মেধা হবে আল্লাহর অসীম 
কুদরতের এক অপার নিদর্শন, তার জ্ঞান চিরন্তন দাতার বদান্যতার একটি দলীল 
হবে, তার সত্তা মুসলিম উম্মাহর মানুষ তৈরির ক্ষমতা, ইসলামবৃক্ষের সজীবতা, 
ইসলামী জ্ঞানের জীবন ও তারুণ্যের প্রমাণ দেবে এবং সেই হাদীসের সত্যতার 
পক্ষেও হবে জ্বলন্ত প্রমাণ ৪ 


www.almodina.com 


২৪ শায়খুল ইসলাম হাফিজ ইবৃন তায়মিয়া (র.) 


- sl (1 ১০৬ 4191 5১৭৪১ ১৮1 ০১০ sl ০৯০ 
আমার উম্মতের উপমা বৃষ্টিসদৃশ; একথা বলা যাবে না, এর প্রথমাংশই 
উত্তম ও বরকতযুক্ত অথবা এর শেষাংশ ।* 


এরই সঙ্গে তিনি জীবনের বাস্তব ক্ষেত্রে ও কর্মের জগতেও একজন মর্দে 
মুজাহিদ হবেন, শক্তিশালী লেখক ও যুদ্ধক্ষেত্রের একজন বীর যোদ্ধা হবেন। 
সুলতান কিংবা সর্বোচ্চ ক্ষমতার অধিকারী শাসকের সামনে কথা বলতে যিনি 
এতটুকু ভয় পান না, তাতারীদের ন্যায় রক্তপিপাসু শত্রুর বিরুদ্ধে মুসলিম 
বাহিনীর নেতৃত্ব দিতে যার এতটুকু ভয় থাকবে না, থাকবে না সংকোচ; দরস 
মাহফিলে, গ্রন্থাগারের কোণে, মসজিদের নির্জনতায়, বিতর্কের মাহফিল থেকে 
শুরু করে জেলখানার অন্ধকার কুঠরি ও যুদ্ধের ময়দান অবধি যার গতি অবাধ, 
বিচরণ উন্মুক্ত, অশ্বপৃষ্ঠে বিজয়ী বেশে যিনি টগবগিয়ে ছোটেন, সর্বত্রই যিনি 
শ্রদ্ধেয় ও নেতৃত্ব যার স্বীকৃত | 

অষ্টম শতাব্দীতে এমনই একজন মর্দে কামিলের প্রয়োজন ছিল যিনি 
জীবনের সকল ক্ষেত্রে হবেন মর্দে মুজাহিদ, যার সংগ্রাম, সাধনা ও যার সংস্কার 
কোন একটিমাত্র শাখাতেই সীমাবদ্ধ থাকবে না। শায়খুল ইসলাম হাফিজ ইবনে 
তায়মিয়া (র) ছিলেন তেমনই এক ব্যক্তিত্ব, যিনি মুসলিম জাহানে জ্ঞান ও 
কর্মের এমন এক গতি-প্রবাহ ও প্রাণ-চাঞ্চল্য সৃষ্টি করেন যার প্রভাব কয়েক 
শতাব্দী গুজরে যাবার পর আজও অব্যাহত রয়েছে । 
ইব্নে তায়মিয়া (র)-র যুগ 

ইবনে তায়মিয়া (র)-র যুগটা ছিল অত্যন্ত ঘটনাবহুল ও দুর্যোগপূর্ণ। 
রাজনৈতিক, সামাজিক, নৈতিক ও চারিত্রিক, তত্ত্বগত ও ধর্মীয় অবস্থার দিক 
দিয়ে এই আমলটা ছিল বিশেষ গুরুত্বের দাবীদার । ইবনে তায়মিয়া (র)-ৰ 
সংস্কারমূলক চেষ্টা-সাধনা ও তার তত্ত্বগত ও সংস্কারধর্মী মেযাজ অনুধাবন করবার 
জন্য সেই পরিবেশ ও পারিপার্শিকতার পর্যালোচনা করা দরকার, যেই পরিবেশ ও 
পারিপার্থখিকতার মাঝে তিনি লালিত-পালিত ও বর্ধিত হয়েছিলেন এবং যার 
ভেতর তিনি তার রেনেসা তথা নবজাগরণ ও সংঙ্কারমূলক কর্মকাণ্ড পবিচালন। 
করেছিলেন। 


ইবনে তায়মিয়া (র) বাগদাদ ধ্বংসের পাচ বছর পর এবং হলব (আলে) 
ও দামিশকে তাতারীদের প্রবেশের তিন বছর পর জন্মগ্রহণ করেন । এজন্য একথা 
নিশ্চিতভাবে বলা যায়, তিনি যখন কিছুটা বড় হয়েছেন সে সময় সে সব খুশি 


১, তিরমিযী, আনাস ইবনে মালিক থেকে বর্ণিত ৷ 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ২৫ 


শহরের ধ্বংস, মুসলমানদের ব্যাপক গণহত্যার কাহিনী ও তাতারীদের লোমহর্ষক 
ও বর্বর জুলুম-নির্যাতনের ঘটনা লোকের মুখে মুখে ফিরত এবং সে সময় এমন 
লোকও বেঁচেছিলেন যারা এসব স্বচক্ষে প্রত্যক্ষ করেছেন । তিনি যখন সাত 
বছরের তখন তার বাসভূমি হারান-এর ওপর |তাতারীদের অধিকৃত এলাকার 
(ইরাকের) উত্তর এবং দজলা ও ফোরাত নদীর মধ্যবর্তী স্থানে অবস্থিত] 
তাতারীদের হামলা হয় এবং বহু পরিবার ও খান্দানের মত তার খান্দানও 
তাতারীদের জুলুম-নির্যাতন ও নিষ্ঠুর নিপীড়নের হাত থেকে বাচবার জন্য 
দামিশক অভিমুখে রওয়ানা হয়। গমন পথের প্রতিটি স্থানেই তাতারীদের 
ধ্বংসলীলা ও নিষ্ঠুর বর্বরতার চিহ্ন ইতস্তত ছড়িয়েছিল। এই ভয়াবহতা, 
পেরেশানী, অশান্তি ও বিশৃঙ্খলার স্মৃতি তার অসাধারণ স্থৃতিশক্তি থেকে হারিয়ে 
না যাওয়াই স্বাভাবিক । বড় হয়ে এই ধ্বংসের তাণ্ডবলীলার রেখে যাওয়া স্বাক্ষর 
তিনি স্বচক্ষে দেখে থাকবেন এবং নিজেও সে সমস্ত লোকের মুখে এসব 
ধ্বংসলীলার বেদনাদায়ক বিবরণ বিস্তারিত শুনে থাকবেন যারা সে সব দৃশ্য 
স্বচক্ষে প্রত্যক্ষ করেছিলেন। এজন্য স্বাভাবিকভাবেই তার সংবেদনশীল ও 
অনুভূতিপ্রবণ প্রকৃতি মুসলমানদের এই অসহায় অবস্থা ও লঙ্জাকর পরিণাম ফলে 
প্রভাবিত হয়েছিল এবং ধ্বংসের এই তাগুবলীলার বিরুদ্ধে তার মন-মানসে তীব্র 
ঘৃণার সঞ্চার হয়েছিল । 

এরই সাথে আয়ন-ই-জালৃত নামক স্থানে মুসলমানদের শানদার বিজয়ের 
ঘটনা তার জন্মের মাত্র তিন বছর পূর্বে সংঘটিত হয়। অধিকন্তু 
আল-মালিকু'জ-জাহির বায়বার্সের বিজয়ও তার শৈশবকালীন ঘটনা । তৎকালীন 
অনুষ্ঠিত মজলিস ও বৈঠকাদি এসবের উত্তপ্ত আলোচনায় ভরপুর থাকত । এসব 
থেকে তার আত্মা তৃপ্তি ও শক্তি লাভ করে এবং এসব ঘটনা থেকে তার 
উৎসাহ-উদ্দীপনাও বৃদ্ধি পায়। 


মিসরের মামলুক সুলতানগণ 

ইবনে তায়মিয়া (র)-র জন্মের ১৩ বছর পূর্ব থেকে মিসর ও শামে মামলুক 
(দাস) বংশের শাসন চলছিল । এরা সুলতান সালাহুদ্দীন আয্যবীর বংশের শেষ 
সুলতান আল-মালিকু'স সালিহ নাজমুদ্দীন আয়াব (মৃ, ৬৪৭ হি.)-এর তুকী 
গোলাম ছিলেন । তাদের বিশ্বস্ততা, আনুগত্য ও বীরত্ব পরীক্ষা-অন্তে সুলতান 
তাদেরকে মিসরে আবাদ করেছিলেন এবং তারা বাহরিয়া৯ উপাধিতে খ্যাত 
হন এদের একজন 'ইযযুদ্দীন আয়বক আত-তুকীমানী ৬৪৭ হিজরীতে 


১. এদের বসতবাটি ছিল নীলনদের ধারে । ফলে তারা বাহবিয়া (নদী/সদৃদ্দ্রর অধিবাসী) নামে 
প্রসিদ্ধি লাভ করে । আজও নীলনদ "লাহর-ই-নাল" নামে কথিত 


www.almodina.com 


২৬ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 


আল-মালিকু'স-সালিহ্‌-র স্থলাভিষিক্ত তুরান শাহকে হত্যা করে সিংহাসন দখল 
করেন এবং আল-মালিকু'ল-মুইয্য উপাধি ধারণ করেন । ৬৫৫ হিজরীতে তিনিও 
নিহত হলে তার পুত্র নূরুদ্দীন আলী তার স্থলবর্তী হন। ৬৫৭ হিজরীতে 
'ইয্যুদ্দীন আয়বকের গোলাম সায়ফুদ্দীন কুতুয সিংহাসন দখল করেন । এ সময় 
তিনি সাম্রাজ্যের নাজিম-ই-আ'লা ছিলেন। এই সুলতানই তাতারীদের সর্বপ্রথম 
পরাজিত করেন। এর পরের বছর (৬৫৮ হি.) আল-মালিকু'স-সালিহ নাজমুদ্দীন 
আয্্যবের অপর ক্রীতদাস রুকনুদ্দীন বায়বার্স সায়ফুদ্দীন কুত্যুকে হত্যা করে 
ক্ষমতার বাগডোর স্বহস্তে গ্রহণ করেন এবং আল-মালিকু'জ জাহির উপাধি ধারণ 
করেন। ১৮ বছর তিনি অত্যন্ত দোর্দণ প্রতাপ ও শান-ণওকতের সঙ্গে রাজ্য 
শাসন করেন এবং তাতার ও ক্রুসেডারদের উপযূযুপরি পরাজিত করে গৌরবদীপ্ত 
বিজয় লাভ করেন। 

ইবনে তায়মিয়া যখন জন্ম গ্রহণ করেন, সে সময় মিসর ও শামে (আজকের 
সিরিয়া, লেবানন, জর্দান ছিল সেদিনের শামের অন্তর্গত। এখন থেকে আমরা 
শামকে সিরিয়া, নামেই উল্লেখ করব-অনুবাদক) রুকনুদ্দীন জাহির বায়বার্সের 
শাসনকাল চলছিল । তার শাসনামলেই ইবনে তায়মিয়ার শৈশবকাল অতিবাহিত 
হয় । সুলতানের যখন ইনতিকাল হয় তখন তার (ইবনে তায়মিয়ার) বয়স ১৫ 
বছর এবং তিনি ছিলেন তখন তরুণ। সুলতান সালাহুদ্দীন-এর পর 
আল-মালিকু 'জ-জাহির বায়বার্সই ছিলেন প্রথম শক্তিশালী মুসলিম শাসক যিনি 
জিহাদের প্রতি পূর্ণ মনোনিবেশ প্রদান করেন এবং ইসলামের শত্রুদের উপর্য্যপরি 
পরাজিত করেন। এঁতিহাসিক ইবনে কাছীর সুলতান সম্পর্কে অভিমত পেশ 
করতে গিয়ে বলেন ঃ বায়বার্স ছিলেন সজাগ মস্তিষ্ক, উন্নত মনোবল ও বীরত্বের 
অধিকারী বাদশাহ । শত্রু সম্পর্কে কখনোই তিনি অলস ও অসতর্ক থাকতেন না। 
তাদের বিরুদ্ধে তিনি সর্বদাই প্রস্তুত থাকতেন । ইসলামের বিক্ষিপ্ত ও বিস্রস্ত 
অবস্থা তিনি দূর করেন এবং মুসলমানদের শৃঙ্খলাবদ্ধ করেন। 

প্রকৃত ঘটনা এই, আল্লাহ পাক তাকে এই শেষ যুগে ইসলাম ও 
মুসলমানদেরকে সাহায্য করবার ও শক্তি যোগাবার জন্য নিযুক্ত করেছিলেন । 
ফিরিঙ্গী, তাতারী ও পৌত্তলিক মুশরিকদের দৃষ্টিতে তিনি কাটার মত খচখচ করে 
বিধতেন। রাজ্যে মদ পান তিনি নিষিদ্ধ করেন। বদকার ও অপরাধী চরিত্রের 
লোকদেরকে দেশ থেকে নির্বাসিত করেন । অনাসৃষ্টি ও খারাপ কাজ দেখামাত্রই 
তিনি তা দূর করবার জন্য অস্থির হয়ে উঠতেন এবং যতক্ষণ না তা দূর করতে 
পারতেন তিনি শান্তি পেতেন না।৯ 


১. আল-বিদায়া ওয়ান-নিহায়া ১৩শ খণ্ড, পৃ. ২৭৬: 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ২৭ 


জাহির বায়বার্সের সাম্রাজ্য ছিল অত্যন্ত বিস্তৃত ও সুশৃঙ্খল, ছিল সুসংহত । 
প্রাচ্যে ফোরাত নদী ও দক্ষিণে সুদানের শেষাংশ অবধি তার রাজ্য-সীমা পৌছে 
গিয়েছিল। মিসর ছিল এই সাম্রাজ্যের কেন্দ্রভূমি এবং কায়রো ছিল এর 
রাজধানী । সুলতান ও আব্বাসী খলীফা৯১-র অবস্থানের কারণে কায়রো তখন 
তৎকালীন মুসলিম বিশ্বের রাজনৈতিক, শিক্ষা ও সাংস্কৃতিক কেন্দ্রে পরিণত 
হয়েছিল। বায়বার্স বহু মাদরাসা কায়েম করেন। দূর-দূরান্তর থেকে 
'আলিম-“উলামা ও জ্ঞানী-গুণীর সমাবেশ ঘটে কায়রোয়। 


বায়বার্স তার ব্যক্তিগত যোগ্যতা, ইসলামী প্রেরণা ও জিহাদী জোশের সঙ্গে 
সঙ্গে একচ্ছত্র ক্ষমতার অধিকারী একজন স্বৈরশাসকও ছিলেন । এজন্য 
স্বৈরশাসকদের ভেতর সাধারণত যে সব দুর্বলতা দেখা যায় তা তার ভেতরও 
দেখতে পাওয়া যায়। তার ইতিহাস যেখানে মুজাহিদসুলভ কর্মকাণ্ড ও ইসলামের 
সেবায় আলোকোজ্জ্বল, সেখানে ব্যক্তিতান্ত্রিক শাসনের বৈশিষ্ট্যসমূহ, যেমন 
জুলুম-নিপীড়ন, জিদ, হঠকারিতা ও পীড়াপীড়ির ন্যায় ঘটনাবলী দ্বারাও তা 
কলঙ্কিত । ইমাম নববী (র)-র সঙ্গে সংঘটিত দুঃখজনক ঘটনা এর একটি জ্বলন্ত 
নজীর ।২ 


বায়বার্সের আঠার বছরের সুদৃঢ়, সুশৃংখল ও সুসংহত শাসনের পর মিসর ও 
সিরিয়ার শাসন ক্ষমতায় খুব দ্রুত বেশ কয়েকজন সুলতানের আগমন ও নিজ্তমণ 
ঘটে । এ থেকেও এর পরিমাপ করা যাবে, ৬৭৬ হিজরী থেকে (যে বছর বায়বার্স 
ইনতিকাল করেন) ৭০৯ হিজরী পর্যন্ত তেত্রিশ বছরে মোট ন'জন সুলতান 
মিসরের সিংহাসনে আরোহণ করেন! এই তেত্রিশ বছরের শাসনামলে মিসর, 
সিরিয়া ও হেজাযের মুসলিম হুকুমত কেবল একজন শক্তিশালী পরিচালক ও 
মুজাহিদ সুলতান লাভ করে। এই সুলতানের নাম ছিল আল-মালিকু'ল-মনসুর 
সায়ফুদ্দীন কালাউন। তিনি ৬৭৮ হিজরীতে তাতারীদের ওপর আক্রমণ 
পরিচালনা করেন এবং তাদেরকে ভীষণভাবে পর্যুদস্ত করেন । যে ত্রিপোলী ১৮৫ 
বছর যাবত ক্রুসেডারদের দখলে ছিল, তিনি তা জয় করেন। ৬৭৮ হিজরী থেকে 
শুরু করে ৬৮৯ হিজরী পর্যন্ত ১২ বছর দোর্দও প্রতাপে সাম্রাজ্য শাসন করেন । 


১. খলীফা যুস্তা'সিমের শাহাদতের পর মুসলিম জাহান তিন বছর পর্যন্ত কোন খলীফা ছাড়াই 
অতিবাহিত করে । এতিহাসিকগণ নতুন বছরের আলোচনা করতে গিয়ে লেখেনঃ ০4 
«ils ১০ sll 4-১ অবশেষে সুলতান জাহির বায়বার্স ৬৫৯ হিজরীতে 
আব্বানী বংশের এক ব্যক্তি আল-মুস্তানসির বিল্লাহ আবুল কাসিম আহমদ ইবন 
আমীনি'ল-মু'মিনীন আজ-জাহির-এর হাতে বায়'আত হন এবং মিসর খেলাফতের কেন্দ্র 
হিসাবে মর্যাদা লাভ করে । কিন্তু এ খেলাফত নামে মাত্র ছিল এবং কেবল বরকত লাভই ছিল 
এ খেলাফতের উদ্দেশ্য প্রকৃত শাসক ও দণ্ডমুণ্ডের কর্তা ছিলেন স্বয়ং সুলতান 
দু, তাবাকাতশ-শফিকঠাাভুল কবল 


www.almodina.com 


২৮ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 


মনসুর কালাউনের পর মিসরের সিংহাসন পুনরায় সুলতান ও হবু সুলতানদের 
ত্রীড়াক্ষেত্রে পরিণত হয়। শেষাবধি ৭০৯ হিজরীতে মনসুর কালাউনের পুত্র 
আল-মালিকু'ন-নাসির মুহাম্মদ ইব্‌ন কালাউন তৃতীয়বারের মত শাসন ক্ষমতা 
হাতে নেন এবং ৩২ বছর পর্যন্ত সাম্রাজ্যের সংহতি বজায় থাকে । আল-মালিকু'ন 
-নাসিরই ছিলেন ইমাম ইবনে তায়মিয়ার সমসাময়িক যার সঙ্গে তার সংস্কার ও 
পুনর্জাগরণমুলক ইতিহাসের সম্পর্ক রয়েছে। এই সুলতান ছিলেন অনেকটা 
সুলতান জাহির বায়বার্স-এর স্থলাভিষিক্ত, অনেক গুণের ক্ষেত্রে তার সাক্ষাত 
নমুনা এবং পিতা মনসুর কালাউনের জীবন্ত স্বৃতি। তার শাসনামলে মুসলিম 
সাম্রাজ্যে এক্য ও শক্তির সঞ্চার হয়। তিনি তার খ্যাতিমান পূর্বসূরীদের ন্যায় 
তাতারীদের বিরুদ্ধে শানদার ও গৌরবোজ্জ্বল বিজয় লাভ করেন এবং মুসলিম 
রাষ্ট্রের প্রভাব প্রতিষ্ঠিত করেন। 


এই গোটা সময়ে ইরাক, ইরান, ও খুরাসান বা-দস্তর তাতারীদের 
নিয়ন্ত্রণাধীনে থাকে এবং বাগদাদ তখন পর্যন্ত মুসলমানরা ফিরে পায়নি যতদিন 
না এর শাসক তাতারীরা নিজেরাই মুসলমান হয়ে গেছে। মিসরের আব্বাসী 
খলীফা নিজে সৈন্য পরিচালনা করেছেন এবং সুলতান জাহির বায়বার্স 
অনেকবারই বাগদাদ পুনর্দখলের চেষ্টা চালিয়েছেন । কিন্তু তিনি সাফল্য লাভে 
সক্ষম হন নি। মামলুক সুলতানদের নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনায় কেবল মিসর, সুদান, 
সিরিয়া ও হেজাযই ছিল অন্তর্ভুক্ত | 
সাম্রাজ্যের রীতিনীতি 

ইসলামই ছিল মামলুক সাম্রাজ্যের রাষ্ট্রীয় ধর্ম । সুলতান, সরকারী কর্মকতা 
ও রাষ্ট্রের সদস্যবৃন্দ ইসলামকে ভালবাসতেন । ধর্মের প্রতি তারা ছিলেন 
সহানুভূতিশীল । কাযী, ইমাম, শায়খুল ইসলাম ও ধর্মীয় পদাধিকারী ব্যক্তিদেরকে 
যথানিয়মে নিযুক্ত করা হত। ন্যায়পাল বিভাগ («৫ ৯) প্রতিষ্ঠিত ছিল। 
কাযীর ফয়সালাই ছিল চূড়ান্ত এবং তা মান্য করা ছিল বাধ্যতামূলক । 
মাদরাসাগুলোতে স্বাধীনভাবে ধর্মীয় শিক্ষা চলত । কিন্তু এত কিছু সত্তেও 
সাগ্রাজের গোটা ব্যবস্থাপনার মূল চালিকা শক্তি ছিলেন সুলতান নিজে ও তার 
আস্থাভাজন উযীর ও সাম্রাজ্যের সদস্যবৃন্দ ও তাদের নিয়োজিত কর্মকর্তা ও 
তাদের ইচ্ছা-অভিরুচি ও সিদ্ধান্তই ছিল সাম্রাজ্যের আইন ও কানন । ইসলামা 
আইনের প্রচলন ও ঘোষণার পরিধি তাদের বিস্তৃত সাম্রাজ্যের মোটের ওপর 
সীমাবদ্ধ ছিল । রাষ্ট্রীয় রীতিনীতি ও ব্যবস্থাপনা আধা-ফৌজী তথা আগ! সামরিক 
ছিল, যার বিধিবদ্ধ ও বিন্যস্ত কোন সংবিধান ছিল না, ছিল না কোন (ির্নারিত ও 
সুনির্দিষ্ট রীতিনীতি কিংবা ছিল না কোন পরামর্শ সভা (মজলিসে শুরা)। 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ২৯ 


অবশ্য জাহির বায়বার্স ও তীর স্থলাভিষিক্ত সুলতানগণ এ ব্যাপারে চেষ্টা 
করতেন যাতে সাম্রাজ্যের আইন-কানুন, বিধি-বিধান ও তাদের কার্যাবলী 
তৎকালীন 'উলামায়ে কিরামের দ্বারা সত্যায়িত ও সমর্থিত হয়। তারা “উলামায়ে 
কিরামের তুষ্টি ও পরামর্শের ভিত্তিতে কাজ করতে যথাসাধ্য চেষ্টা পেতেন। 
এমনও হয়েছে, “উলামায়ে কিরাম সুলতানের নতুন কোন পদক্ষেপ কিংবা 
আইনের কঠোরভাবে বিরোধিতা করেছেন, তক্ষুনি সুলতান তা মুলতবী করে 
দিয়েছেন। একবার জাহির বায়বার্স মিসর ও সিরিয়ার সমস্ত জমিদারী ও জায়গীর 
রাষ্ট্রীয় কর্তৃত্বাধীনে নিয়ে আসতে চাইলেন । ইমাম নববী (র) এর প্রবল 
বিরোধিতা করেন । এতে বায়বার্স তার অসন্তোষ প্রকাশ করেন এবং এজন্য 
ইমাম নববী (র)-কে দামিশৃক ছেড়ে চলে যেতে হয়। তথাপিও এর এতটুকু 
প্রভাব পড়েছিল, ভূমি ব্যবস্থার সাবেক পদ্ধতিই বহাল থাকে এবং বায়বার্স 
কোনরূপ সংস্কার সাধনে ব্যর্থ হন। 


সাম্রাজ্যের এই ব্যবস্থাপনা উত্তরাধিকার (মৌরসী) নীতির ওপর প্রতিষ্ঠিত 
ছিল। কিন্তু কার্যত হচ্ছিল ঠিক তার উল্টো । যা হচ্ছিল তাও কোন ইসলামী 
ভিত্তির ওপর নয় এবং এ নীতির ভিত্তি এও নয় যে, ইসলামের রূহ তার 
নির্ভরযোগ্য ও বিশুদ্ধ রীতির দাবী যে, আমীর (নেতা) ব্যক্তিগত যোগ্যতা দ্বারা 
অভিষিক্ত হবেন এবং তিনি মুসলিম উম্মাহর আস্থা অর্জন করবেন, বরং এজন্য যে, 
মামলুক (দাস) বংশের ভিত্তিই স্থাপিত হয়েছিল ব্যক্তিগত চেষ্টা ও 
সংগ্াম-সাধনা, উৎসাহ-উদ্দীপনা ও ব্যক্তিগত কর্মদক্ষতার ওপর এবং এ 
সাম্রাজ্যের এটাই মেযাজে পরিণত হয়ে গিয়েছিল, যিনি সর্বাধিক শক্তিশালী ও 
সাহসী বীরপুরুষ হবেন তিনিই ক্ষমতার বাগডোর স্বহস্তে গ্রহণ করবেন। আয়্যুবী 
সাম্রাজ্যের ক্রীতদাসগণ নিজেদের ব্যক্তিগত প্রয়াস ও সাহস বলে স্বীয় প্রভুদের 
সাম্রাজ্য দখল করেছিলেন । এ ধারা শেষাবধি অব্যাহত ছিল । এদের সকলেই 
করতেন। কিন্তু তাদের ক্রীতদাসদের ভেতর যিনি সবচেয়ে বেশী সাহসী ও 
উদ্যমী হতেন, তিনি তাকে সরিয়ে দিয়ে নিজেই সিংহাসনে উপবেশন 
করতেন। সিংহাসন ও শাহী মুকুট লাভের এ সব সম্ভাবনা উৎসাহী ও উদ্যমী 
পুরুষদেরকে ভাগ্য পরীক্ষায় উৎসাহী করে তুলেছিল এবং সিংহাসন লাভের জন্য 
তাদের ভেতর অধিকাংশ সময় সংঘর্ষ ও শক্তি পরীক্ষা হতে থাকত । এ সময় 
তাতারী কিংবা ফিরিঙ্গীদের আক্রমণ দেখা দিতেই তারা অধিকাংশ ক্ষেত্রেই এক 


www.almodina.com 


৩০ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 
দেশের সামাজিক, নৈতিক ও চারিত্রিক অবস্থা 


এই তুকী বংশোদ্ভূত শাসকশ্রেণী নিজেদের শ্রেষ্ঠত্বের অনুভূতির ক্ষেত্রে পুরো 
সজাগ ছিলেন এবং প্রতিটি বিষয়ে সাধারণ নাগরিকদের চেয়ে একটা বিশিষ্ট স্থান 
দখল করে থাকতে চাইতেন । তাদের ভাষা ছিল তুকী। কেবল 'ইবাদত-বন্দেগোর 
মুহূর্তে কিংবা ‘উলামায়ে কিরামকে সম্বোধন করতে গেলে অথবা সাধারণ মানুষের 
সঙ্গে কথাবার্তা বলার সময় (যার সরাসরি সুযোগ খুব কমই আসত) তারা 
আরবী ভাষা ব্যবহার করতেন । তাদের ভেতর কেউ কেউ আরবী ভাষায় এতটা 
অভিজ্ঞ ছিলেন যে, তা আরবী ভাষাভাষীদের মনেও ঈর্ষার উদ্রেক করত । এরই 
সঙ্গে তারা 'আলিম-'উলামার প্রতিও শ্রদ্ধাশীল ছিলেন, ছিলেন তারা নেককার 
বুযর্গদের ভক্ত ও অনুরক্ত । মাদরাসা কায়েম ও মসজিদ নির্যাণেও তারা অত্যন্ত 
আগ্রহী ছিলেন । রাষ্ট্রীয় পদ বন্টনের ক্ষেত্রে বিশেষ কোন গোত্র, বংশ, শ্রেণী কিংবা 
গোষ্ঠীর তারতম্য কিংবা পক্ষপাতিত্ব করা হত না। এরপরও বড় বড় ব্যবস্থাপনা 
ও সামরিক পদে নিযুক্তির বেলায় স্বাভাবিকভাবেই তুকী বংশোদ্ভূত সর্দারদের 
প্রাধান্য থাকত । কর্মকর্তা ও বড় বড় জায়গীরদার হতেন তুর্ক ও তাতারীরাই, 
যারা কৃষক ও শ্রমিকের শ্রম থেকে লাভবান হতেন । ৬৯৭ হিজরীতে হুসসামুদ্দীন 
লাজিন তার শাসনামলে ভূমি সংস্কার করতে চেষ্টা পান, যাতে কৃষকগোষ্ঠী 
উপকৃত হয়, তাদের অবস্থার পরবর্তন ঘটে এবং তাদের জীবনে স্বচ্ছলতা ফিরে 
আসে, অধিকন্তু এর ফলে কৃষি উৎপাদনের যেন উন্নতি ও শ্রীবৃদ্ধি ঘটে । কিন্তু 
সরকারী কর্মকর্তারা তার এই আচরণ ও দৃষ্টিভঙ্গি পসন্দ করেন নি। ফলে তারা 
তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। শহরের অধিবাসীদের একটা উল্লেখযোগ্য ও 
গুরুত্বপূর্ণ অংশ ছিল তাতারী । সায়ফুদ্দীন কুতুযু, জাহির বায়বার্স ও নাসিরউদ্দীন 
কালাউনের তাতারীদের সঙ্গে যেসব যুগ সংঘটিত হয় তাতে অগণিত তাতারী 
বন্দী হয়। বন্দী অবস্থায় তারা মিসর ও সিরিয়ায় নীত হয় এবং সেখানেই বসবাস 
করতে শুরু করে। এতিহাসিক মাকরিযীর বর্ণনা মুতাবিক জাহির বায়বার্সের 
শাসন আমলে মিসর ও সিরিয়া এসব তাতারী যুদ্ধবন্দী দ্বারা ভর্তি হয়ে যায় এবং 
তাদের আচার-আচরণ ও রসম-রেওয়াজ সারা দেশে ছড়িয়ে পড়ে । এরা যদিও 
ইসলাম কবুল করে নিয়েছিল, তথাপি তারা অনেকেই তাদের প্রাচীন প্রথা ও 
অভ্যাসের ওপর প্রতিষ্ঠিত ছিল এবং তাদের বহু জাতীয় বৈশিষ্ট্য তারা অক্ষুণ 
রেখেছিল । নও-মুসলিমদের সামগ্রিকভাবে ইসলামের দিকে চলে আসা, 
নিজেদের সাবেক “আকীদা, ধ্যান-ধারণা, সভ্যতাগত বৈশিষ্ট্য ও মানসিক 
প্রভাব-প্রতিক্রিয়া থেকে একেবারেই মুক্ত ও একই লক্ষ্যাভিসারী হয়ে যাবার 
উদাহরণ ইতিহাসে খুব কমই মিলে । এটা একমাত্র সাহাবা-ই-কিরামের বৈশিষ্ট্য 
ও নবী করীম (সা)-এর মু'জিযা ছিল যে, তাদের জীবনে ইসলাম ও 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ৩১ 


জাহিলিয়াতের ছন্দ একেবারে খতম হয়ে গিয়েছিল এবং তারা যেন ইসলামে 
পুনর্জন্ম লাভ করেছিলেন । এমন একটি যুগ ও সমাজে যেখানে ইসলামী তা'লীম 
ও তরবিয়তের পরিপূর্ণ ব্যবস্থাপনা কায়েম নেই, যেখানে ইসলামী সমাজে 
নবাগতদের আকর্ষণ করে নেবার ও মিশিয়ে ফেলবার এবং একেবারে গোড়া 
থেকে ঢেলে সাজাবার যোগ্যতা থাকে না, সেখানে তাতারী ও তুকী বংশোদ্ভূত 
অনারবদের থেকে ইসলামী 'আকাইদ ও “ইবাদত-বন্দেশীর ছাচে ঢালাই হবার 
এবং নিজেদের প্রাচীন অভ্যাস ও চরিত্র থেকে একেবারে মুক্ত ও স্বাধীন হয়ে 
যাবার আশা করা ঠিক নয়। অতএব, সঙ্গত কারণেই এসব তাতারী 
নও-মুসলিমদের জীবন ছিল ইসলামী ও জাহিলী প্রভাবের জগাখিচুডি মাত্র । 
মিসরের প্রখ্যাত এতিহাসিক মাকরিযী লেখেন £ 
এ সব তাতারীর প্রশিক্ষণ মুসলিম দেশেই হয়েছিল । কুরআনের শিক্ষা তারা 
বেশ ভালভাবেই লাভ করেছিল এবং ইসলামের হুকুম-আহকাম ও আইন- 
কানূনগুলো তারা শিখেছিল। কিন্তু তাদের জীবন ছিল হক ও বাতিলের 
সংমিশ্রণ । তাদের ভেতর ভাল জিনিস যেমন ছিল, তেমনি ছিল মন্দও । তারা 
তাদের ধর্মীয় ব্যাপারগুলো- সালাত, সিয়াম, হজ্জ, যাকাত, ওয়াকফ, 
য়াতীমদের সমস্যা, স্বামী-স্ত্রীর বিবাদ-বিসম্বাদ, খণদাতা ও খণগ্রহীতার 
পারস্পরিক দ্বন্দ্ব প্রভৃতি কাষীউ'ল-কুযাতকে সোপর্দ করে রেখেছিল। 
নিজেদের ব্যাপারগুলোতে চেঙ্গীধীসুলভ অভ্যাস ও রীতি-নীতির অনুসারী ও 
'আস-সিয়াসা' (তাতারী আইন)-এর দৃঢ়তার সঙ্গে কার্যকর করবার 
পক্ষপাতী ছিল। তারা নিজেদের জন্য 'হাজিব' নামে একজন হাকিম নিযুক্ত 
করে রেখেছিল যিনি তাদের দৈনন্দিন জীবনের সংঘটিত ঘটনাবলীর ক্ষেত্রে 
ফয়সালা করবেন, শক্তিশালীকে শাসন-শৃঙ্খলার অধীনে রাখবেন এবং 
'আস-সিয়াসা' মুতাবিক দুর্বল ও কমযোরকে তার হক (অধিকার) ফিরিয়ে 
দেবেন। এভাবেই বড় বড় তাতারীর পারস্পরিক লেনদেন ইত্যাদি 
ব্যাপারগুলোর ফয়সালাও *আস-সিয়াসা মুতাবিক হত এবং জমিদারী 
জায়গীরদারীসহ জমিজমা সংক্রান্ত বিবাদ-বিসম্বাদ নিষ্পত্তি তাদের জাতীয় 
আইন মুতাবিক করা হত ।* 
এই তুকী বংশোডভূত অনারব ও তাতারী নও-মুসলিমদের অভ্যাস ও চরিত্র, 
প্রথা-পদ্ধতি, সভ্যতা ও সামাজিকতা ,এমন কি তাদের ধর্মবিশ্বাস ও ধ্যান-ধারণার 
প্রভাব প্রাচীন আরব ও মুসলিম জনবসতির ওপর পড়া অনিবার্য ছিল। ক্রুসেড 
যুদ্ধ গুলোতে যুরোপ ও এশিয়ার যেভাবে সম্মিলন ঘটেছিল ঠিক সেভাবেই তাতারী 
আক্রমণ ও তাদের বিজেতা ও বিজিত হবার অবস্থায়ও প্রাচ্য ও পাশ্চাত্যের মিলন 


১. খুতাত-ই-মিসর । 


www.almodina.com 


৩২ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 
ঘটেছিল । এই মিলন ও মিশ্রণ যুদ্ধক্ষেত্রের সংঘাত থেকে শুরু হয়েছিল, কিন্তু 
এর সমাপ্তি ঘটেছিল সভ্যতা, চিন্তাগত ও চারিত্রিক সংমিশ্রণের ভেতর দিয়ে । 
প্রত্যেকেই একে অপরকে প্রভাবিত করেছে এবং প্রত্যেকেই একে অপরের প্রভাব 
কবুল করেছে। 

এই সম্মিলন ও সংমিশ্রণ বহুবিধ নতুন সমস্যার জন্য দেয় এবং একটি নতুন 
সভ্যতা ও একটি নতুন সামাজিকতা অস্তিত্ব লাভ করে, যার সম্পর্কে একথা বলা 
কঠিন ছিল, সেটা ইসলামী সভ্যতা নাকি আরবীয় সামাজিকতা । এমত অবস্থায় 
এমন একজন সংস্কারক ও শিক্ষকের যিম্মাদারী অনেক বেশী বেড়ে যায় যিনি 
মুসলমানদের জীবনে অনৈসলামী প্রভাব ও জাহিলী যুগের আচার-অভ্যাস 
দেখাকে সইতে পারেন না এবং যিনি তাকে আপাদমস্তক কুরআন-সুন্নাহর 
অনুসারী প্রথম ও সর্বোত্তম শতাব্দীর (১১১৪|। ১১ ) পদচিহ্নের ওপর এবং 
২8৩ ৯111 ৮৪ 1৬1১। (তোমরা সর্বতোভাবে ও পুরোপুরি ইসলামে প্রবেশ 
কর)-এর তফসীর দেখতে চান। 


শিক্ষা ও জ্ঞানগত অবস্থা 


এ শতাব্দীর মধ্যবর্তীতে “আল্লামা তকীয়্যুদ্দীন আবূ 'আম্র ইবনু'স-সালাহ 
(৫৭৭-৬৪৩ হি.), শায়খুল ইসলাম 'ইযযুদ্দীন ইবনে "আবদুস সালাম 
(৫৭৮-৬৬০ হি.) ও ইমাম মুহয়ি উদ্দীন আন-নববী (৬৩১-৬৭৬ হি.)-এর মত 
শান্ত্রজ্ঞ পণ্ডিত যেমন বর্তমান ছিলেন, শতাব্দীর শেষভাগে শায়খুল ইসলাম 
তকীয্যুদ্দীন ইব্‌ন দাকীকু'ল-ঈদ (৬২৫-৭০২)-এর মত মুহাদ্দিছ ও "আল্লামা 
“আলাউদ্দীন আল-বাজী (৬৩১-৭১৪ হি.)-এর মত নীতিশাস্ত্রবিদ ও 
মুতাকাল্লিমও দৃষ্টিগোচর হন তেমনি ইবনে তায়মিয়া (র)-র সমসাময়িকদের 
মধ্যে "আল্লামা জামালুদ্দীন আবুল হুজ্জাজ আল-মিয্যী (৬৫৪-৭৪৬ হি.), 
আল-হাফিজ আলামুদ্দীন আল-বারযালী (৬৬৫-৭৩৯ হি.) ও “আল্লামা 
শামসুদ্দীন আয-যাহবী (৬৭৩-৭৪৮ হি.)-এর মত মুহাদ্দিছ ও এতিহাসিকও 
বর্তমান ছিলেন যারা তাদের যুগে হাদীস ও বর্ণনাশাস্ত্রের চতুর্তন্ত হিসেবে 
পরিগণিত হন এবং যাদের প্রণীত গ্রন্থের ওপর শেষ যুগের 'আলিম-উলামা" 
ছিলেন নির্ভরশীল । 

এরা ছাড়াও কাযীউ'ল -কুযাত কামালুদ্দীন ইবনু'য-যামালকানী (৬৬৭-৭২৭ 
হি.), কাযীউ'ল-কুযাত জালালুদ্দীন আল-কাযভীনি (মৃ. ৭৩৯ হি.), 
কাণীউ'ল-কুযাত তকীয়ুাদ্দীন আস-সুবকী (৬৮৩-৭৫৬ হি.) ও "আল্লামা আবু 
হায়যান আন-নাহভী (৬৫৪-৭৪৮ হি.)-এর মত পরিপূর্ণ শাস্ত্রবিদ পণ্ডিত, শিক্ষক 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ৩৩ 


ও শক্তিশালী যোগ্য ‘আলিমও বর্তমান ছিলেন যাদের নিকট শিক্ষা লাভের জন্য 
ছাত্ররা পতঙ্গের মত ছুটে আসত এবং যাদের পান্তিত্য ও জ্ঞানের গভীরতার খ্যাতি 
দূর-দূরান্তে ছড়িয়ে গিয়েছিল । 

জ্ঞানের প্রচার ছিল বিকাশমুখী । মিসর ও সিরিয়ায় আয়্যুবী ও মামলুক 
সুলতানদের প্রতিষ্ঠিত বড় বড় মাদরাসা ছিল, ছিল দারু'ল-হাদীসও | এসব 
প্রতিষ্ঠানে চতুর্দিক থেকে আগত ছাত্রেরা ধর্মীয় ও বুদ্ধিবৃত্তিক শিক্ষা লাভ করত। 
মাদরাসার সঙ্গে স্থায়ীভাবে বড় বড় কুতুবখানা (গ্রন্থাগার) ছিল । এসব গ্রন্থাগারে 
জ্ঞানের প্রতিটি শাখার দুর্লভ ও দুষ্প্রাপ্য কিতাবাদি সুরক্ষিত ছিল যেখান থেকে 
প্রত্যেক ছাত্র উপকৃত হতে পারত | কেবল মাদরাসা কামিলিয়াতে (৬২১ সনে 
আল-কামিল মুহাম্মদ আয্যুবী কর্তৃক প্রতিষ্ঠিত) যে লাইব্রেরী ছিল তাতে এক 
লক্ষ কিতাব ছিল । এ শতাব্দীতে বেশ কতক মূল্যবান কিতাব রচিত হয়। এগুলো 
পরবর্তী যুগের লোকদের জন্য রেফারেন্স পুস্তক হিসেবে ব্যবহৃত হচ্ছে। 
ৃ্টান্তস্বরূপ 'আল্লামা তকীয়্যুদ্দীন ইবনু'স-সালাহ্‌-র 'মুকাদ্দিমা', শায়খ *ইযযুদ্দীন 
ইবনে “আবদুস সালামের *'আল-কাওয়াইদু'ল-কুবরা', ইমাম নববী-র সংকলন 
“শরাহ আল-মুহাযঘাব' ও ‘শরাহ মুসলিম", ইব্‌ন দাকীকু'ল-ঈদ-এর কিতাব 
“আল-ইমাম' ও 'আহকামু'ল-আহকাম শরাহ 'উমদাতু'ল -আহকাম', আবুল 
হুজ্জাজ আল-মিযযীর 'তাহ্যীবু'ল-কামাল' ও *আল্লামা যাহবীর “মীযানু'ল- 
ই'তিদাল' ও “তা'রীখুল ইসলাম'-এর নাম উল্লেখ করা যায়৷ 

কিন্তু কতিপয় ব্যক্তিতু ও জ্ঞানের ক্ষেত্রে কিছু উল্লেখযোগ্য অবদানের কথা 
বাদ দিলে এই শতাব্দীর জ্ঞান চর্চা ও গ্রন্থ রচনার বিস্তৃতি ছিল অনেক বেশী, 
গভীরতা ছিল কম। চিন্তা-ভাবনা ও তার গভীরতার পরিবর্তে অনুলিপিকরণ ও 
উদ্ধৃতি প্রদানের প্রতি আগ্রহ ছিল বেশী ৷ ফিকহী মযহাবের লৌহ-প্রাকার তখন 
নির্মিত হয়ে গেছে যার ভেতর নমনীয়তা ছিল না। এমনিতে তো বলার সময় 
সবাই বলত, সত্য চার মযহাবের মধ্যে বৃত্তাবদ্ধ, কিন্তু কার্যত দেখা যেত, প্রতিটি 
মযহাবের অনুসারীই ‘সত্য কেবল তার অনুসৃত মযহাবের মধ্যেই সীমাবদ্ধ' বলে 
এনে করছে অর্থাৎ প্রত্যেকেই যার যার মযহাবকেই কেবল সত্য জানত । 
নমনীয়তার ক্ষেত্রে বড় জোর এতটুকু বলত- 

- Slr 4০০৯৮০৮৮৯0৪ 15১ ৮১৯০ 4১০৯৯ ৯) ৮5৮৮1 i) 

আমাদের ইমামের ইজতিহাদ সবই সঠিক, যদিও তার ভেতর ভুলের 

আশংকাও রয়েছে এবং অন্যান্য মযহাবের ইমামদের ইজতিহাদ ভুলে ভরা 


যদিও সেগুলোর সঠিক হবার সম্ভাবনা ও রয়েছে 
সাধক (২য়)-৩ 


www.almodina.com 


৩৪ শায়খুল ইসলাম হাফিজ ইবৃন তায়মিয়া (র.) 


এমনি করে সকল মযহাবের অনুসারীরাই নিজেদের ফিকহী মতবাদ সমস্ত 
ফিকহী মযহাব থেকে শ্রেষ্ঠ ও উত্তম এবং তা আল্লাহ্‌র পক্ষ থেকে সমর্থিত ও 
গৃহীত বলে মনে করত । তাদের সমস্ত মেধা, রচনা ও বর্ণনা শক্তির সবটুকুই 
কেবল নিজেদের ইমামের ইজতিহাদকে অগ্রাধিকার প্রদান ও তার ফযীলত প্রমাণ 
এবং কোন্‌ ধরনের মন-মানসিকতা মযহাবপন্থীদের ভেতর কাজ করত নিম্নোক্ত 
ঘটনা থেকে তা কিছুটা আঁচ করা যাবে £ 
সুলতান আল-মালিকু'জ জাহির বায়বার্স বিগত দিনের সাংবিধানিক নীতির 
বিরুদ্ধে যখন শাফি'ঈ মযহাবের কাষীউ'ল-কুযাত ছাড়াও বাকী তিন 
মযহাবেরও আলাদা আলাদা কাযীউ'ল-কুযাত নিযুক্ত করেন তখন শাফি 'ঈ 
মযহাবের ফকীহগণ একে অত্যন্ত অসন্তোষের দৃষ্টিতে দেখেন । কেননা তারা 
মিসরকে শাফি'ঈ মযহাবের কাযীউ'ল-কুযাতের অধীনে দেখতে চাচ্ছিলেন 
এবং মনে করছিলেন, প্রাচীনকাল থেকে চলে আসা নিয়ম-রীতি ও ইমাম 
শাফি'ঈ (র)-এর দাফনগাহ হিসাবে মিসরের ওপর একমাত্র শাফি'ঈগ 
মযহাবের অধিকারই স্বীকৃত ৷ বায়বার্সের শাসনাবসানে মিসরের শাসন ' 
ক্ষমতা যখন তার খান্দান থেকে অন্য হাতে হস্তান্তরিত হয় তখন কোন 
কোন শাফি'ঈপন্থী একে তার অপকর্মের শাস্তি ও প্রকৃতির তথা আল্লাহর 
বিচার বলে মনে করেন ।১ 


এই ফিকহী ফের্কাবন্দীর সঙ্গে 'ইলমে কালামের 'অনুসারিগণের গোৌঁড়ামি 
চূড়ান্ত রূপ পরিগ্রহ করেছিল । মযহাব চত্ষ্টয়ের অনুসারিগণ একে অপরকে মান্য 
করত এবং ছাত্র ও শিক্ষক হিসেবে একে অপরকে শিক্ষা দান ও একে অপরের 
থেকে শিক্ষা গ্রহণও করতেন । কিন্তু আশ*আরীপন্থী ও হাম্বলী মতাবলম্বীদের মধ্যে 
একতা ও মিলন ছিল প্রায় অসম্ভব । মযহাবী দ্বন্দের ক্ষেত্রে প্রশ্ন ছিল কোন্‌ মযহাব 
শ্রেষ্ঠ ও অগ্ৰগণ্য আর এখানে বিতর্ক ছিল ইসলাম ও কুফরের এবং এর ভিত্তিতে 
একজন আরেকজনকে গোমরাহ ও পথভ্রষ্ট বলতেন এবং এ বক্তব্যে তারা অনড় 
থাকতেন । 'আকাইদ সংক্রান্ত বিতর্ক ও ইলমে কালামের খুঁটিনাটি বিষয়গুলো 
সমস্ত বিতর্ক ছাপিয়ে মাথা চাড়া দিয়ে উঠেছিল । আর এতেই মানুষ মজা পেত 
বেশী ৷ রাজনাবর্গও এতে আকর্ষণ বোধ করতেন এবং সাধারণ ও বিশিষ্ট সকলেই 
এই নেশায় ছিলেন মন্ত। 


১, ৩ লাশ তত হিগ্রযাতুল কুবরা 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ৩৫ 


অপরদিকে তাসাওউফও উন্নতির চরম শীর্ষে আরোহণ করেছিল । এর ভেতর 
"বহু অনৈসলামী উপাদান ও ভাবধারা ঢুকে পড়েছিল এবং অনেক পেশাদার মূর্খ 
জাহিল ও বিদ'আতী এ দলে শামিল হয়ে সাধারণ মানুষ ও বিশিষ্ট লোকদেরকে 
গোমরাহ ও শিরুক-বিদ'আতের বাজার গরম করে তুলেছিল । 


দার্শনিকদের একটি দল ধর্ম ও আম্বিয়া 'আলায়হিমু'স-সালামের পেশকৃত 
শিক্ষা থেকে স্বাধীন হয়ে প্রচার প্রসারে প্রকাশ্যে ও অপ্রকাশ্যে লিপ্ত ছিল। অপর 
দল দর্শনকেই সত্যের মূল ও মাপকাঠি অভিহিত করে ধর্মকে এর সঙ্গে জুড়ে 
দিতে চাইত এবং এঁশী বাণীকে তারা বুদ্ধিবৃত্তির সঙ্গে সামঞ্জস্য বিধানের প্রয়াস 
চালাত । এই উভয় দল এ্যারিস্টোটল ও প্রেটোর অন্ধ অনুকারী, তাদের চিন্তাধারা 
ও ধ্যান-ধারণার পবিত্রতা, তাদের জ্ঞানের বিশুদ্ধতা, শ্রেষ্ঠত্ব ও অতি মানব 
হিসাবে তাদের মর্যাদার ব্যাপারে পুরোপুরি একমত ছিল । কোন কিছুতেই তাদের 
চিন্তার ফলাফল ও গবেষণা থেকে হটতে এবং তাদেরও যে ভুল হতে পারে, 
একথা স্বীকার করতে তারা আদো প্রস্তুত ছিল না। 

এরূপ রাজনৈতিক, সামাজিক, নৈতিক, চারিত্রিক, মানসিক ও জ্ঞানগত 
পরিবেশে ইমাম ইবনে তায়মিয়া (র)-র আবির্ভাব ঘটে এবং এরূপ পরিবেশেই 
তিনি সংস্কার ও পুনর্জাগরণের পতাকা উড্ডীন করেন। 
ইবনে তায়মিয়া (র)-র পিতৃভূমি 

দজলা ও ফোরাত নদীর মধ্যবর্তী ভূভাগ দু অংশে বিভক্ত £ (১) দক্ষিণ 
ভাগকে ইরাক-ই-আরব বলা হয়। বাগদাদ, বসরা প্রভৃতি এ অংশে অবস্থিত। 
(২) উত্তর ভূভাগ, প্রাচীন আরবী সাহিত্যে একে দিয়ার-ই-বকর, দিয়ার 
ই-রবী'আ ও দিয়ার ই-মুদার নামে স্মরণ করা হয়েছে। আরব ভৌগোলিকেরা 
সাধারণভাবে একে আল-জযীরা নামে স্মরণ করেন। এর উত্তরে আর্মেনিয়া, 
দক্ষিণে ইরাক-ই-আরব, পূর্বে কুর্দিস্তান ও পশ্চিমে এশিয়া মাইনর ও বাদিয়াতু'শ 
শাম (সিরিয়া প্রান্তর) অবস্থিত। এ এলাকায় মাওসিল, আর-রুকা 
(আল-বায়দা), নাসীবায়ন ও আর-রিহা (এডেসা)১ অবস্থিত । আর-রিহার দক্ষিণে 
আনুমানিক ৮ ঘণ্টার দূরতে প্রসিদ্ধ এতিহাসিক শহর হাররান। ইবনে 
হাওকাল-এর বর্ণনা মুতাবিক এ শহর প্রাচীন কাল থেকেই সাবিঈন ২দের ধর্মীয় ও 
১. শঙমানে একে আউরফা বলে । আধুনিক তুরঙ্কের অন্তর্গত । 

সাবী: শব্দের বহুবচন: অর্থ £ যে নিজের দীন পরিত্যাগ করে অন্য দীন গ্রহণ করে (কুরতুবী) 
তৎকালে প্রচলিত সকল দীন থেকে তাদের পছন্দমত কিছু কিছু বিষয় তারা গ্রহণ করে 


1এয়েছিল তারা নক্ষত্র ও ফেরেশতা পূজা করত ৷ হযরত ওমর (রা) তাদেরকে কিতাবী মানে 
কর্তন (কুরআনুল করীম থেকে গৃহীত _অনুবাদক) 


www.almodina.com 


৩৬ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 
শিক্ষাকেন্দ্র ছিল। দর্শন ও প্রাচীন গ্রীক শাস্ত্রে এর একটি বিশিষ্ট স্থান, খ্যাতি ও 
প্রসিদ্ধি ছিল। এই হাররানই ইবনে তায়মিয়া (র)-র পিতৃভূমি এবং এখানেই 
তার খান্দান শতাব্দীকাল থেকে বসবাস করে আসছিল। 
ইবনে তায়মিয়া (র)-র খান্দান 

ইবনে তায়মিয়া (র)-র খান্দান পূর্ব থেকেই আসির্াত-ই-ইবনে তায়মিয়া১ 
(খান্দান-ই-ইবনে তায়মিয়া) নামে খ্যাত ছিল। এরাই ছিলেন হাররানের শিক্ষিত 
ও বিখ্যাত ধর্মীয় খান্দান। মযহাব ও ‘আকীদার দিক দিয়ে এই খান্দান (যতদূর 
এঁদের ইতিহাস জানা গেছে) হাম্বলী মযহাবের অনুসারী ছিল । স্বীয় অঞ্চলে এরা 
হাম্বলী মযহাবের নেতৃপদে অধিষ্ঠিত ছিলেন এবং এঁদের শিক্ষিত সদস্যরা সর্বদাই 
শিক্ষা দান, ফতওয়া প্রদান ও পুস্তকাদি রচনায় মশগুল থেকেছেন । 


শায়খুল ইসলাম ইবনে তায়মিয়া (র)-র পিতামহ আবুল বারাকাত 
মাজদুদ্দীন ইবনে তায়মিয়া (র) হাম্বলী মযহাবের অন্যতম ইমাম ও বুযুর্গ 
ছিলেন। কতক পণ্ডিত তাকে একজন মুজতাহিদ হিসেবে স্মরণ করেছেন ।২ 

মাজদুদ্দীন ইবনে তায়মিয়া (র) ৫৯০ হিজরীর কাছাকাছি সময় জন্যগ্রহণ 

করেন। প্রথমে তিনি তার চাচা বিখ্যাত খতীব ও ওয়াইজ ফখরুদ্দীন ইবনে 
তায়মিয়ার নিকট “ইলম হাসিল করেন। অতঃপর হাররান ও বাগদাদের 

'উলমায়ে কিরাম ও মুহাদ্দিছদের নিকট 'ইল্ম হাসিল করেন এবং এক্ষেত্রে 

পরিপূর্ণতা লাভ করেন। ফিক্হশান্ত্রেও তিনি ব্যুৎপত্তি লাভ করেন। যাহ্বীর 

ভাষায় 8 «৪৬11 (৮৯ ২-০13| «|| 55১15 অর্থাৎ ফিকহশাস্ত্রে তিনি 
ইমাম হিসাবে বরিত হন। 

৬৫১ হিজরীতে হজ্জ পালন উপলক্ষে বাগদাদে উপনীত হলে সেখানকার 
“উলামায়ে কিরাম জ্ঞানের ক্ষেত্রে তার মেধা ও প্রতিভা দেখে বিস্মিত হন। যাহবী 
বলেন £ শায়খুল ইসলাম ইবনে তায়মিয়া (র) স্বয়ং আমার নিকট বর্ণনা 
করেছেন, যে, শায়খ ইবনে মালিক বলতেন $ আল্লাহ্‌ পাক ‘ইলমে ফিক্ৃহকে 
মাজদুদ্দীন ইবনে তায়মিয়ার জন্য এমন কোমল ও দ্রবীভূত করে দিয়েছেন যেমন 
মোমের মত নরম ও দ্রবীভূত করে দিয়েছিলেন হযরত দাউদ (আ)-এর জন্য 
১. ইমাম তায়মিয়া (র)-র চার পুরুষ আগের পূর্বপুরুষ মুহাম্মদ ইবন আল-খিযর-এর সময় থেকে 

ইবনে তায়মিয়া নিসবত শুরু হয়েছিল। এরূপ নামকরণের ব্যাপারে এতিহাসিকদের মধ্যে 


মতভেদ রয়েছে ৷ একটি মত হল, মুহাম্মদ ইবন আল-খিযুর-এর মাতার নাম ছিল তায়মিয়া। 
ইনি একজন ওয়াইজ ছিলেন । তার নামে এই বংশের নামকরণ হয় । 


২. তরজমা সাহিব -ই-মুনতাকীউ'ল-আখবার. নায়লুল আওতার প্রণেতা "আল্লামা মুহাম্মাদ ইবন 
আলী শাওকানী ৷ 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ৩৭ 


লোহাকে । তিনি এও বলতেন, আমাদের পিতামহ (মাজদুদ্দীন)-এর স্বভাব ও 
প্রকৃতিতে কিছুটা তেজী ভাব ও আবেগ ছিল। একবার এক ‘আলিম তাকে শিক্ষা 
বিষয়ে একটি প্রশ্ন জিজ্ঞেস করেন। তিনি বলেন £ এর উত্তর ষাটটি উপায়ে 
দেওয়া যায়। এরপর এক এক করে তাকে সব জওয়াবই হাতে গুণে দেন। শেষে 
বলেনঃ তোমাদের জন্য এই উত্তরগুলো নিয়ে দেওয়াই যথেষ্ট । তারা তার এই 
মেধা ও প্রতিভা দেখে বিস্মিত হন এবং নিশ্চুপ হয়ে যান। শায়খুল ইসলাম 
বলেনঃ বিভিন্ন 'মতন'-এর নকল ও মযহাব স্মৃতিতে গেঁথে রাখতে তিনি ছিলেন 
এক বিরল প্রতিভা । এজন্য তাকে তেমন কোন বেগ পেতে হয়নি কিংবা এর জন্য 
বিশেষ কোন ব্যবস্থাও অবলম্বন করতে হত না।১ ৬৫২ হিজরীতে তার ওফাত 
হয়। তার সবচেয়ে বিখ্যাত রচনা ও তীর জ্ঞানবত্তার শ্রেষ্ঠতম নিদর্শন হল 
*মুনতাকীউ'ল -আখবার" নামক গ্রন্থটি | “উলামায়ে কিরাম প্রতিটি যুগেই এর 
থেকে উপকৃত হয়েছেন এবং এর প্রতি মনোযোগ দিয়েছেন। যেসব হাদীস 
মযহাব অনুসারীদের দলীল ও উৎস গ্রন্থকার এই গ্রন্থে ফিকৃহী অধ্যায়ওয়ারী সে 
সব হাদীস একত্র করে দিয়েছেন । মুজতাহিদ ‘আলিম ও খ্যাতনামা মুহাদ্দিছ 
‘আল্লামা মুহাম্মদ ইবন আলী আশ-শাওকানী (মৃ. ১২৫৫ হি.) 
'নায়লু'ল-আওতার' নামে আট খণ্ডে এর শরাহ (ভাষ্য) লিখেন । উত্তর বিন্যস্ত ও 
সংক্ষিপ্তকরণ, চূড়ান্ত আলোচনা-পর্যালোচনা ও গ্রন্থকারের বিস্তৃত দৃষ্টি ও উদার 
হৃদয়ের কারণে এটি শিক্ষক, ছাত্র ও জ্ঞানী মহলে বিশেষ মর্যাদার দাবিদার । 

শায়খুল ইসলামের পিতা শিহাবুদ্দীন 'আবদুল হালীম ইবনে তায়মিয়া ছিলেন 
একজন “আলিম, মুহাদ্দিছ, হাম্বলী মযহাবের ফকীহ, শিক্ষক ও মুফতী । হাররান 
থেকে দামিশক স্থানান্তরিত হবার পর তিনি সেখানকার উমায়্যা মসজিদে দরস 
প্রদান করতে শুরু করেন। এ মসজিদটি ছিল তৎকালীন শ্রেষ্ঠ 'আলিম ও 
মুদাররিসদের কেন্দ্র এবং সেখানে সব "আলিম ও মুদাররিসের পক্ষে দরস প্রদান 
সহজ কাজ ছিল না। তার দরস প্রদানের বৈশিষ্ট্য ছিল, তিনি মুখে মুখে ও 
তাৎক্ষণিকভাবে অর্থাৎ কোনরূপ পূর্ব প্রস্তুতি ছাড়াই দর্স প্রদান করতেন এবং 
দরস প্রদানের কালে কোন কিতাবের সাহায্য গ্রহণ করতেন না, গোটাটাই মুখস্থ 
ও স্থৃতিনির্ভর হত। জামে উমায়্যাতে দর্স ও ওয়াজের সঙ্গে তিনি দামিশকের 
দারু'ল-হাদীস আস-সুকরিয়ার শায়খুল হাদীসও ছিলেন এবং সেখানেই তার 
বাসস্থান ছিল । ৬৮২ হিজরীতে তিনি ইনতিকাল করেন এবং আস-সুফিয়া নামক 
কবরস্থানে তাকে দাফন করা হয় ।২ 


১. এ সব বৈশিষ্ঠ্যই তার পৌত্রের ভেতর গিয়ে আসন নেয়। 
২. ইবনে কাছীরকত আল-বিদায়া ওয়া ন-নিহায়া, ১৩শ খণ্ড, ৩০৩ পূ. 


www.almodina.com 


৩৮ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 


জন্ম ও আবাসভূমি পরিবর্তন 

এরূপ নামকরা, একনিষ্ঠ, শিক্ষিত ও ধর্মীয় খান্দানে ৬৬১ হিজরীর ১০ই 
রবী'উ'ল-আওয়াল সোমবার তকীয়্যুদ্দীন ইবনে তায়মিয়ার জন্ম হয় । পিতা তার 
নাম রাখেন আহমদ তকীয্যুদ্দীন। বড় হয়ে তিনি আবুল ‘আব্বাস ডাক নাম 
রাখেন । কিন্তু খান্দানী উপাধি “ইবনে তায়মিয়া' সব কিছু ছাড়িয়ে যায় এবং এ 
নামেই তিনি মশহুর হন। 


এ যুগটা ছিল তাতারী চক্রের,একথা আগে বলা হয়েছে । গোটা মুসলিম 
জাহান তাদের ভয়ে থরথর করে কাপছিল, বিশেষ করে ইরাক ও জযীরা ভূখণ্ড 
ছিল তাদের ত্রীড়াক্ষেত্র । ইবনে তায়মিয়ার সাত বছর বয়ঃক্রমকালে তীর 
জন্মভূমি তাতারী হামলার শিকার হয় । তাতারী হামলার পর “ইল্ম ও মর্যাদা, 
'ইয্যত আবু ও জান-মালের নিরাপত্তার কোন ব্যবস্থা ছিল না। শেষে নিতান্ত 
বাধ্য হয়ে তার পরিবারও শত শত “আলিম-“উলামা ও শরীফ খান্দানের মতই 
কোন মুসলিম রাষ্ট্রে আশ্রয় সন্ধানে বেরিয়ে পড়েন। ইরাকে যাবার কোন প্রশ্নই 
ওঠে নি। কাছাকাছি দেশগুলোর ভেতর একমাত্র সিরিয়াই তাতারী আক্রমণের 
হাত থেকে তখনো পর্যন্ত নিরাপদ ছিল । মিসরের শক্তিশালী মামলুক সুলতানগণ 
এখানে রাজত্ব করছিলেন । শেষাবধি এই খান্দান পশ্চিম অভিমুখে তার গতিপথ 
পরিবর্তন করে এবং দামিশকের দিকে রওয়ানা হয় । 

এরূপ বিব্রতকর ও নিঃস্ব অবস্থাতেও এই বিদ্যোৎসাহী ও জ্ঞানের 
সঞ্চিত ও সংযোজিত একটি বিরাট জ্ঞানাগার ছিল, পেছনে ছেড়ে যাওয়াকে মেনে 
নিতে পারেনি । অনন্তর তারা সমস্ত মালমাত্তা রেখে একটি গাড়ীতে কেবল 
কিতাব বোঝাই করে রওয়ানা হন। তাতারী আক্রমণের আশংকা ছিল সর্বত্র । 
সবখানেই ভীতিকর অবস্থা বিরাজ করছিল । সাথে ছিল নারী ও শিশু । সবচেয়ে 
বেশী অসুবিধা ছিল, গাড়ী টানবার পশু সহজপ্রাপ্য না হওয়ায় কিতাব ভর্তি গাড়ী 
নিজেদেরই টানতে হচ্ছিল। কাফেলা অত্যন্ত কষ্টের সঙ্গে পথ চলছিল । এক 
জায়গায় তাতারীদের আক্রমণের মুখোমুখি গিয়ে পড়ে । আসলে ব্যাপারটা 
হয়েছিল এরকম, কিতাবের গাড়ী চলতে চলতে থেমে গিয়েছিল । এ অবস্থার 
হাত থেকে উদ্ধার পাবার জন্য পরিবারের লোকেরা আল্লাহ্র দরবারে দু'আপ্রার্থী 
হয় এবং কান্নাকাটি করতে থাকে । ফলে আল্লাহ্‌র সাহায্য নেমে আসে । গাড়ীর 
চাকা আবার সচল হয়ে ওঠে এবং কাফেলা সম্মুখ পানে অগ্রসর হয় ।১ 


১. কাওয়াকিবুদ্দুবরিয়যা 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ৩৯ 
দামিশক 
দামিশকে পৌছুতেই শিক্ষিত ও জ্ঞানের ধারক এই পরিবারটির আগমন 
সংবাদ চতুর্দিকে ছড়িয়ে পড়ে । শিক্ষিত মহল পূর্ব থেকেই আবুল বারাকাত 
মাজদুদ্দীন ইবনে তায়মিয়ার সুনাম ও অবদান সম্পর্কে ওয়াকিফহাল ছিলেন । 
‘আবদুল হালীম ইবনে তায়মিয়ার “ইল্ম ও ফযীলত ছিল খ্যাতির শীর্ষে । 
কয়েকদিনের মধ্যেই জামে উমায়্যা ও দারু'ল-হাদীস আস-সুকরিয়ায় তার দরস 
প্রদান শুরু হয়ে যায়। ছাত্র ও হাম্বলী মযহাবের উলামায়ে কিরাম তার নিকট 
ভিড় জমাতে থাকে । ফলে এ পরিবারকে নতুন একটি শহরে নবাগত হিসেবে 
একাকীত্ব ও অপরিচিতির কোন সমস্যারই সম্মুখীন হতে হয়নি। 


অল্পবয়স্ক বালক আহমদ ইবনে তায়মিয়া সত্বর কুরআন মজীদ হেফজ শেষ 
করেন এবং হাদীস, ফিকহ ও আরবী সাহিত্যে পারদর্শিতা লাভের সাধনায় 
মশগুল হয়ে পড়েন। অল্প বয়স্ক হওয়া সত্বেও তিনি তার পিতার দরস মজলিসে ও 
ওয়াজ মাহফিলে যোগদান করতেন এবং “উলামায়ে কিরামের বৈঠকে ও তাদের 
জ্ঞানগর্ভ আলোচনায় শরীক হতেন । এর ফলে তার অপরিমেয় মেধা সহজেই 
আলোচনার মণিমুক্তাসদৃশ বিষয়গুলো লুফে নিত এবং নিজেকে সমৃদ্ধ করত। 


অসাধারণ স্মৃতিশক্তি 
ইবনে তায়মিয়ার পরিবার ছিল স্থৃতিশক্তির জন্য বিখ্যাত। তার পিতা ও 
পিতামহ দু'জনই বিরাট স্মৃতিশক্তির অধিকারী ছিলেন। কিন্তু তকীয়্যুদ্দীন ইবনে 
তায়মিয়া আল্লাহপ্রদত্ত এই নে'মতের ক্ষেত্রে গোটা পরিবারকে ছাড়িয়ে যান। 
শৈশবেই তার অদ্ভুত ও অনন্যসাধারণ স্মৃতিশক্তি এবং দ্রুত মুখস্থ করবার ক্ষমতা 
“উলামায়ে কিরাম ও তার শিক্ষকমণ্ডলীকে বিস্ময়ের মাঝে নিক্ষেপ করে এবং 
দামিশৃকে এর খ্যাতি ছড়িয়ে পড়ে । “উকৃদু'দুর্িয়ার লেখক বলেন £ 
একবার হলব (আলেপ্পো)-এর একজন বড় “আলিম দামিশক আগমন 
করেন। আগমনের পর শুনতে পান, আহমদ ইবনে তায়মিয়া নামের এক 
শিশু অদ্ভুত স্মৃতিশক্তির অধিকারী; একবার যা কিছু শোনে দ্রুত তার মুখস্থ 
হয়ে যায়। এই শিশুকে দেখবার ও তার স্মৃতিশক্তির পরীক্ষা নেবার আগ্রহ 
সৃষ্টি হল তার। যে রাস্তা দিয়ে ইবনে তায়মিয়া মকতবে যেতেন সেই রাস্তায় 
এক দর্জির দোকানে বসে তিনি তার অপেক্ষা করতে থাকেন। তার 
অভিপ্রায়ের কথা জানতে পেরে দর্জি তাকে বলল £ আপনি এখানেই বসে 
অপেক্ষা করুন। সেই বাচ্চা এখনই এসে যাবে । কেননা এটাই তার 
মকতবে যাবার পথ । কিছুক্ষণ পর বেশ কিছু শিশুকে মকতবে যেতে দেখা 
গেল । দর্জী বলল ঃ এ যে দেখুন! যে বাচ্চাটির নিকট বড় শ্লেট রয়েছে ওরই 


www.almodina.com 


৪০ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 

নাম ইবনে তায়মিয়া। শায়খ বাচ্চাটিকে ডাকলেন । সে এলে তিনি তার 
থেকে শ্লেটটি চেয়ে নিলেন এবং বললেন $ বৎস! তোমার এই স্ত্রেটে যা" 
কিছু লেখা আছে সব মুছে ফেল । শ্লেট পরিষ্কার হয়ে গেলে তিনি ১১ কিংবা 
১৩টি হাদীস তাতে লেখেন এবং বলেন, “হাদীসগুলো একবার পড়ে ফেল ৷" 
বাচ্চা গভীর মনোযোগের সঙ্গে একবার পড়ল । এরপর শায়খ শ্লেটটি হাতে 
তুলে নিয়ে হাদীসগুলো তাকে শোনাতে বললেন । ইবনে তায়মিয়া সব 
হাদীস অবলীলায় শুনিয়ে দিল। শায়খ পুনরায় ল্লেটে লিখিত হাদীসগুলো 
মুছে ফেলতে নির্দেশ দিলেন। অতঃপর শায়খ হাদীসের কতকগুলো সনদ 
লিখে সেগুলো তাকে পড়তে বললেন। বালক ইবনে তায়মিয়া একবার 
গভীর মনোযোগ সহকারে সেগুলো দেখল এবং সঙ্গে সঙ্গে তা শুনিয়েও 
দিল । শায়খ এই অত্যাশ্চর্য ঘটনা দেখে বলেন ঃ যদি এই শিশু বেঁচে থাকে 
তাহলে কালে সে এক অসাধারণ পুরুষে পরিণত হবে। কেননা এ যুগে এ 
ধরনের কোন শিশুর তুলনা মেলা ভার।১ 


ইসলামের প্রথম যুগের মুহাদ্দিছগণের ন্বৃতিশক্তির যে সব ঘটনা বিশ্বস্ত 
ইতিহাস গ্রন্থে বর্ণিত আছে এবং হাদীসের রাবী (বর্ণনাকারী) ও ইমামগণের 
আল্লাহপ্রদত্ত স্বৃতিশক্তির যে সব উদাহরণ অভিজ্ঞতা ও পর্যবেক্ষণে ধরা পড়েছে সে 
সবের আলোকে ওপরের ঘটনা অসম্ভব মনে করার ও অবিশ্বাস করবার সঙ্গত 
কোন কারণ নেই ৷ স্বয়ং ইবনে তায়মিয়া (র)-র পরবর্তী জীবন ও তার মুখস্থ ও 
বর্ণনাশক্তির ঘটনাদৃষ্টেও এর সত্যতা সমর্থিত হয়। আসলেই তিনি ছিলেন 
অস্বাভাবিক স্মৃতিশক্তির অধিকারী । 


শিক্ষা লাভ ও পরিপূর্ণতা অর্জন 


ইবনে তায়মিয়া (র) কঠোর পরিশ্রম, গভীর মনোযোগ ও নিবিষ্টচিত্ত 
সহকারে পড়াশোনা শুরু করেন। তার সমসাময়িক লেখক ও এতিহাসিকগণ 
বর্ণনা করেন, বয়সের স্বল্পতা সত্ত্বেও খেলাধুলার প্রতি তার কোন আকর্ষণ ছিল না 
এবং তিনি এতটুকু সময় নষ্ট করতেন না। তদ্সত্ত্বেও জীবন, স্বীয় পারিপার্শ্বিক 
সমাজ ও পরিবেশ, নাগরিক জীবনের অবস্থা, মানুষের চরিত্র ও আচার-অভ্যাস 
সম্পর্কে তিনি সম্পর্কহীন ও বেখবর ছিলেন না। তার লিখিত রচনা থেকে 
পরিষ্কার জানা যায়, জীবন সম্পর্কে তার অধ্যয়ন ছিল বিস্তৃত ও গভীর এবং 
মানুষের থেকে দূরে নির্জন গৃহকোণে একাকী কেবল লেখাপড়ার মাঝেই তিনি 
জীবন কাটিয়ে দেন নি। 


১. আবু যুহরাকৃত ইবনে তায়মিয়া', উকুদুদ্দুরিয়ার হাওয়াল' যোগে, ২১ পৃ. ৷ 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ৪১ 
ইবনে তায়মিয়া (র) তার যুগের প্রচলিত সব ধরনের জ্ঞান-বিজ্ঞানেই শিক্ষা 
লাভ করেছিলেন । আরবী ভাষা ও সাহিত্যের প্রতি তিনি বিশেষ মনোযোগ দেন 
এবং অভিধান ও ব্যাকরণে তিনি গভীর ব্যুৎপত্তি লাভ করেন । আরবী ব্যাকরণ 
শাস্ত্রের ইমাম সীবাওয়ায়হ-এর গ্রন্থ 'আল-কিতাব' (আরবী ব্যাকরণের সর্বাধিক 
নির্ভরযোগ্য ও জনপ্রিয় গ্রন্থ, এমন কি এতটা জনপ্রিয় যে, কেবল 'আল-কিতাব' 
বলা হলেও সীবাওয়ায়হ-এর কিতাবই ধরা হয়।) তিনি বিশেষ যন ও 
মনোযোগের সঙ্গে অধ্যয়ন করেন” এবং এর দুর্বল স্থান ও ভুল-ত্রুটিগুলো চিহ্নিত 
করেন। আরবী ভাষা ও সাহিত্যে অভিধান ও ব্যাকরণের মুহাক্কিক ও 
সমালোচনাসুলভ দৃষ্টি এবং তার নিজের এই সাহিত্যিক ও বৈয়াকরণিক ক্ষমতা 
ও পাণ্ডিত্য তিনি তার জ্ঞানগত জীবন, গ্রন্থ রচনা ও আলোচনার ক্ষেত্রে কাজে 
লাগান । গদ্য ও পদ্যের একটি বিরাট অংশের তিনি হেফাজতের ব্যবস্থা করেন। 
প্রাথমিক ও জাহিলিয়া যুগের আরবের অবস্থা ও ঘটনাসমূহ তিনি বিস্তারিতভাবে 
দেখেন এবং ইসলামী যুগ ও মুসলিম হুকুমতগুলোর ইতিহাস ব্যাপক ও 
গভীরভাবে অধ্যয়ন করেন। এই গভীর ও বিস্তৃত অধ্যয়ন তাকে তার 
পরবর্তীকালের বিচিত্র জ্ঞান চর্চার জীবনে খুবই কাজে এসেছিল। তার 
সমসাময়িককালে কেউই বিস্তৃত দৃষ্টিভঙ্গি ও ব্যাপকতর অধ্যয়নের ক্ষেত্রে তার 
মুকাবিলা করতে পারতেন না। জ্ঞান ও পাগ্ডিত্যের ক্ষেত্রে তার শ্রেষ্ঠত্ব ও 
অগ্রাধিকার লাভের এও ছিল এক মস্ত কারণ। 
অন্তর্দষ্টিসম্পন্ন জ্ঞান-বিজ্ঞান ছাড়াও লেখনী, সুন্দর হস্তাক্ষর, হিসাব ও 
অংকশাস্ত্রের দিকেও তিনি মনোযোগ দেন এবং এসব উপযুক্ত শিক্ষকের 
তত্ত্বাবধানে শিক্ষা লাভ করেন ।২ 
ধর্মীয় 'ইলম-এর ক্ষেত্রে ফিক্হ, উসূল-ই ফিক্হ, ফারায়েয, হাদীস ও 
এবং এক্ষেত্রে স্বয়ং তার পিতা ছিলেন স্নেহপরায়ণ উস্তাদ, অভিজ্ঞ *আলিম, 
সর্বোত্তম পরামর্শদাতা ও পথ-প্রদর্শক। সে যুগে হাদীস লেখা, শ্রবণ ও মুখস্থ 
করার সাধারণ রেওয়াজ ছিল । ইবনে তায়মিয়া (র) সর্বপ্রথম ইমাম হুমায়দীর 
কিতাব ৬৯৯৯০] ৩৫৪ 4! কণ্ঠস্থ করেন। অতঃপর সে যুগের প্রখ্যাত 
উস্তাদ, “উলামায়ে কিরাম ও সিরিয়ার বিদ্বানমণ্ডলী থেকে হাদীস শ্রবণ করেন এবং 
লেখেন । ইবনে ‘আবদুল হাদী বলেন, হাদীসের ক্ষেত্রে ইবনে তায়মিয়ার 


১. আল-কাওয়াকিবুদুরিয়যা; 
১. আল-কাওয়াকিবুদ্দুরিয়্যা, পৃষ্ঠা ২ : 


www.almodina.com 


৪২ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 


শায়খ-এর সংখ্যা দুশ' ছাড়িয়ে যাবে ।১ হাদীসের ক্ষেত্রে তার বিশিষ্ট শায়খ ছিলেন 
ইবনে 'আবদুদ্দাইম আল-মাকদিসী ও তার শ্রেণীর লোক । মুসনাদে ইমাম 
আহমদ তিনি কয়েকবার শ্রবণ করেন। ঠিক তেমনি সিহাহ সিত্তা শ্রবণের 
সুযোগও তিনি কয়েকবার লাভ করেছিলেন ।২ 

তফসীর ছিল ইবনে তায়মিয়া (র)-র প্রিয় বিষয় এবং এর প্রতি তার বিশেষ 
আকর্ষণ ছিল। তার নিজেরই বর্ণনা, তিনি কুরআনুল করীমের ছোট বড় শতাধিক 
তফসীর গ্রন্থ অধ্যয়ন করেছেন।৩ তফসীরশান্ত্রের প্রতি তার স্বাভাবিক ও 
প্রকৃতিগত সম্পর্ক ছিল। কুরআন মজীদের তেলাওয়াত, গভীর চিন্তা ও অনুধাবন 
ও অত্যধিক অধ্যয়নের ফলে আল্লাহ তা'আলা তার ওপর কুরআনের 'ইল্ম-এর 
খাস ফয়েয নাযিল করেছিলেন । কুরআন ছাড়াও তিনি স্বয়ং এর লেখক ও 
অবতরণকারীর (আল্লাহ্র) দিকে প্রত্যাবর্তন করতেন এবং আল্লাহ্‌র নিকট 
কুরআনের অনুধাবন ও বক্ষ সন্প্রসারণরূপ সম্পদের প্রার্থনা জানাতেন। তার 
ছাত্রাবস্থা ও কুরআন অনুধাবনের তরীকা (পন্থা) সম্পর্কে তিনি নিজেই বলেছেন ঃ 


4111 00৮০০ ১৯১৮০৪০২5৮০ ৩৯৩ 5৯1৪৭) 58 1০ ৮০1৮৮ ৮৪০ 
Sill Ad ISS Fale ally pl বশ ০১৪৪ ৬৯ 
৬৮৯০ 4111 0৮13 1১511 ৬ ভর্কইী৩ ৮ ১১1১ ৮৯১৯১৩১১৬৯৮ 
- ৮৮১৬৪ ১১। nib Jnl 
কোন কোন সময় একটি আয়াতের জন্য আমি শত শত তফসীর অধ্যয়ন 


করেছি। অধ্যয়ন করার পর আমি আল্লাহ্র দরবারে দু'আ করতাম যেন এ 
আয়াতের মর্ম উপলব্ধি করতে পারি, করতে পারি অনুধাবন । 


আমি মুনাজাত করতাম, “হে আদম ও ইবরাহীমের শিক্ষক! আমাকে তুমি 
শেখাও” । আমি নির্জন মসজিদ ও জনমানবহীন এলাকার দিকে চলে যেতাম 
এবং মাটিতে কপাল ঠেকিয়ে বলতাম, “হে ইব্‌ন ইবরাহীমের শিক্ষক! 
আমাকে তুমি উপলব্ধি করবার ক্ষমতা ও বুঝবার শক্তি দান কর।”৪ 


১. আল-কাওয়াকিকুদ্দুরিয়্যা, পৃষ্ঠা ২: 

২. আল-কাওয়াকিবুদ্ুিয়যা, পৃষ্ঠা ২: 

৩. তফসীর সূরা নূর (ইবনে তায়মিয়া), পৃষ্ঠা ১৩৬ : 
৪. উকৃদুদ্দুররিয়্যা. ১২৬ পৃষ্ঠা : 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ৪৩ 


সে সময় মিসর ও সিরিয়ায় আশ*আরী “ইল্মে কালামের ছিল প্রাবল্য। 
সুলতান সালাহুদ্দীন স্বয়ং আশ“আরী “আকীদা পোষণ করতেন । মিসরীয় 
এতিহাসিক মাকরিযী বলেন, সুলতান শৈশবেই কুত্বুদ্দীন আবুল মা“আলী 
আশ*আরীর মতন যা তিনি আকাইদ সম্পর্কে রচনা করেছিলেন, হেফজ 
করেছিলেন এবং পরে তিনি তার বংশের শিশু-কিশোরদের তা হেফজ করাতেন। 
তিনি ও তার স্থলাভিষিক্তগণ (বন্‌ আয়্যুব) লোকদেরকে আশ'আরী “আকীদার 
অনুগত বানিয়ে দিয়েছিলেন । তাদের রাজত্বে ও তৎপরবর্তী স্থলাভিষিক্তগণের 
(মিসরের মামলুক সুলতানগণের) যুগ পর্যন্ত আশ'আরী “আকীদা রাষ্ট্রীয় সমর্থন 
ও পৃষ্ঠপোষকতা লাভ করেছিল । 


হাম্বলী মযহাবীদেরকে সঠিকভাবেই হোক কিংবা ভুল করেই হোক, 
আশ*আরীদের প্রতিপক্ষ ও প্রতিদ্বন্দ্_ী মনে করা হত। উভয় পক্ষই আলোচনা- 
সমালোচনা ও বিতর্কে লিপ্ত থাকত । আশ"আরীদের “ইল্মে কালাম ও 
প্রমাণ-পদ্ধতি বুদ্ধিবৃত্তিক জ্ঞান ও যুক্তিভিত্তিক দলীল-প্রমাণের ওপর প্রতিষ্ঠিত 
ছিল। অপর পক্ষে হাম্বলীগণ শরীয়তের “নস', কুরআনী আয়াত ও হাদীসে রসূল 
(সা.)-এর বাহ্যিক অর্থের সাহায্যে আলোচনা করতেন। কালামশাস্ত্রে তেমন 
গভীর ব্যুৎপত্তি না থাকায় এবং যুক্তি ও দর্শনশান্ত্রের সঙ্গে সম্পর্কহীনতার কারণে 
কোন কোন সময় আলোচনা ও বিতর্কে হাম্বলীদের পাল্লা হাক্কা মনে হত। তাদের 
সম্পর্কে এই ধারণাই প্রতিষ্ঠিত হত, তারা বুদ্ধিবৃত্তিক জ্ঞান সম্পর্কে অজ্ঞ এবং 
কোন বিষয়ের কেবল বাহ্যিক ও ভাসাভাসা জ্ঞান রাখেন মাত্র । সম্ভবত এ ধরনের 
অনুভূতি ইবনে তায়মিয়া (র)-র মত আত্মমর্ধাদাসম্পন্ন ও তীক্ষ অনুভূতির 
অধিকারী একজন নওজোয়ান “আলিমকে ‘ইলমে কালামের বিস্তৃত ও গভীর 
অধ্যয়ন, বুদ্ধিবৃত্তিক জ্ঞান-বিজ্ঞান, দর্শন ও যুক্তিবিদ্যার সঙ্গে সরাসরি অবহিতি 
লাভ করবার দিকে মনোনিবেশে বাধ্য করেছিল। তিনি জ্ঞানের এসব শাখা 
সম্পর্কে গভীরভাবে অধ্যয়ন করেন এবং এতটা ব্যুৎপত্তি লাভ করেন যে, তিনি 
স্বয়ং সে সব শাস্ত্রের দুর্বলতা ও সে সবের লেখক ও নেতৃস্থানীয় পণ্ডিত, এমন কি 
গ্রীক দার্শনিকদের ত্রুটি-বিচ্যুতি ও ভ্রান্তিসমূহ সম্পর্কেও অবহিত হতে সক্ষম হন। 
সে সব শাস্ত্রের সমালোচনায় এমন সব যুক্তিপূর্ণ ও বিজ্ঞোচিত কিতাব লেখেন 
যার জওয়াব গোটা দার্শনিক মহল দিতে পারেনি । 

মোটকথা, ইবনে তায়মিয়া (র) তার যুগে কুরআন ও সুন্নাহর মুখপাত্র 
হিসাবে ইসলামের সত্যতা ও শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে এবং জ্ঞান ও কর্মের ক্ষেত্রে 
বিরাজিত ভ্রান্তি ও গোমরাহী দূর করবার জন্য এমন বিস্তৃত ও পরিপূর্ণ “ইল্মী 
প্রস্তুতি গ্রহণ করেন, সেই উন্নত জ্ঞান-বিজ্ঞানের যুগে ও চিন্তা-চেতনা ও ধর্মীয় 
নৈরাজ্যের যমানায় যার প্রয়োজন ছিল । তিনি সে সমস্ত অস্ত্রের ব্যবহার শোখেন 


www.almodina.com 


88 শায়খুল ইসলাম হাফিজ ইবৃন তায়মিয়া (র.) 
যেসব অস্ত্রে তার প্রতিপক্ষ ও ইসলাম বিরোধীরা (য়াহুদী, খ্রিস্টান, দার্শনিক ও 
বাতেনী সম্প্রদায়) সজ্জিত ছিল । জ্ঞানের ক্ষেত্রে তিনি এমন পাণ্ডিত্য অর্জন করেন 
যে, তার সমসাময়িকেরা তা দেখে হতবাক হয়ে যান। তার বিখ্যাত প্রতিপক্ষ 
আল্লামা কামালুদ্দীন আয-যামালকানী জ্ঞানের ক্ষেত্রে নিম্নোক্ত ভাষায় তার 
সামগ্রকতা ও সর্বব্যাপকতার স্বীকৃতি দিয়েছেন ঃ 
৩০২১০131006 ual 5314 ৩) ৮৯৫ ৩৬1৯1144441) 5514 
১০৯৬১%। 411১ ১০৪ ০৪১০১ Sl ৮০৮০ 1১41 ০০ dl Ce ৩৪ 
101 ১1১1), 4 ৩৬ AAI SES alias dys ২ 1১৬1 sl 
iol nso dl 4১৮০ ৮৫2৯1১5 ভ৪ 13১ 0৮৯৪1 al সী 
৩১৯1০ ৬৬:০১ 4১১ ৬৮৬১৮৪1৯1৮০ oli ১১15 
alas 30531 1৯১৪ still ৫৬০ ৩০ SUS 215৮ ১41 
- dail ০০০৯ hss 5511 44 0065 4941 ৩০৪ ৯৮৯) 
আল্লাহ্‌ পাক ইবনে তায়মিয়ার জন্য সকল প্রকার জ্ঞান সহজ ও কোমল করে 
দিয়েছিলেন যেরূপ সহজ ও কোমল বানিয়ে দিয়েছিলেন হযরত দাউদ 
“আলায়হি'স-সালামের জন্য লোহাকে । জ্ঞানের যে শাখায়ই তাকে প্রশ্ন করা 
হতো তিনি তার এমন সহজ ও সাবলীলভাবে উত্তর দিতেন যে, দর্শক শোতা 
মনে করত যে, তিনি এই বিষয়টি ছাড়া আর কিছুই জানেন না। (অর্থাৎ তিনি 
কেবল এই একটি বিষয়েই বিশেষজ্ঞ) এবং তারা সিদ্ধান্তে পৌছতে যে, জ্ঞানের 
এই শাখায় তার মত জ্ঞানী পণ্ডিত আর কেউ নেই। প্রতিটি মাযহাব ও 
ফিক্হ-এর 'আলিমগণ যখন তার মজলিসে শরীক হতেন তখন কোন না কোন 
বিষয়ে এমন কিছু জিনিস জানতে পারতেন, যেগুলো তারা এর আগে জানতেন 
না। যুক্তি-তর্কে কিংবা বিতর্ক অনুষ্ঠানে কেউ তাকে পরাজিত করতে পারেন নি। 
কখনো যদি তিনি শর'ঈ কিংবা বুদ্ধিবৃত্তি সংক্রান্ত জ্ঞানের ব্যাপারে কোন কথা 
বলেছেন তখন সেই শাস্ত্রের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ পণ্তিতকে তিনি অতিক্রম করে 
গেছেন । লেখনীর তথা গ্রন্থ রচনার ক্ষেত্রেও সর্বাগ্রগামী ছিলেন তিনি । 


ইবনে তায়মিয়া (র)-র প্রথম দরস প্রদান 
ইবনে তায়মিয়া (র)-র বয়স যখন বাইশ বছর (৬৮২ হি.) তখন তার 


শ্রদ্ধেয় পিতা ‘আবদুল হালীম ইবনে তায়মিয়া ইনতিকাল করেন । ফলে দারুল 

শিক্ষকতার এ আসন কিন্তু দীর্ঘদিন শূন্য থাকেনি । ৬৮৩ হিজরীর ২রা 
মুহাররাম তারিখে পিতার যোগ্য সন্তান আহমদ তকীয়্যুদ্দীন ইবনে তায়মিয়া এ 
আসন অলংকৃত করেন এবং প্রথম দর্স প্রদান করেন । এ সময় তার বয়স ছিল 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস 8৫ 


বাইশ বছর ৷ দরস প্রদানকালে দামিশকের মশহুর সুধী মনীষীবৃন্দ উপস্থিত 
ছিলেন। কাযীউ'ল-কুযাত বাহাউদ্দীন ইবনু'য-যাকী আশ-শাফি'ঈ স্বয়ং এ 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শাফি'ঈ ‘আলিমগণের মধ্যে তিনি ছাড়াও 
শায়খু'শ-শাফি'ঈয়া শায়খ তাজুদ্দীন আল-ফিযারী, হাম্বলী মযহাবের ‘আলিম- 
“উলামার মধ্যে যয়নুদ্দীন ইবনু'ল-মুনজী আল-হাম্বলীসহ অন্যান্য নেতৃস্থানীয় 
‘আলিম উপস্থিত ছিলেন। এই দরস-এ উপস্থিত সুধীবৃন্দ অত্যন্ত প্রভাবিত হন 
এবং এই যুবক ও তরুণ “আলিমের জ্ঞানের গভীরতা, উপস্থিত বুদ্ধি, সাহসিকতা 
ও ভাষার আলংকারিকতার স্বীকৃতি দেন। তার অন্যতম প্রখ্যাত ছাত্র হাফিজ 
ইবনে কাছীর ৬৮৩ হিজরীর ঘটনার বর্ণনা দিতে গিয়ে এই দরস অনুষ্ঠানের 
আলোচনায় বলেন £ 
44০৯১5১1১৯1 ECA 42 ১৪৩ ১০৮৯ ৮০০৭ ০০৩৩ 
»২৯১০। ১৪৩ ০৩১৮০০। ++] ৮৯০৮5 ৩ omit ১১৮৭] 
31 ১০ ৮১৮৩ +-১৮ ০১৯০৬ 4১৮৭ ২51০৯ ৮০ ১১৫০০ Aus 
- ১১১৪ Lm ১৯৮০ J 
এটা ছিল বিস্ময়কর দর্স; এর ব্যাপক উপকারিতা ও সাধারণ জনগণের 
নিকট পছন্দনীয় হবার কারণে শায়খ তাজুদ্দীন আল-ফিযারী প্রদত্ত দর্স 
লিপিবদ্ধ করেন। উপস্থিত শ্রোতৃমণ্ডলী ইবনে তায়মিয়াকে তীর স্বল্প বয়স ও 
তারুণ্য সত্তেও এ ধরনের মূল্যবান দর্স প্রদানের জন্য অত্যন্ত প্রশংসা করেন 
এবং তাকে বাহবা দেন। কেননা এ সময় তার বয়স ছিল বাইশ বছর মাত্র ।৯ 
পরবর্তী মাসের (সফর) দশ তারিখে জুমু'আর দিনে ইবনে তায়মিয়া (র) 
বিশেষভাবে মিম্বর রাখা হয়েছিল । তিনি ধারাবাহিকভাবে তফসীর বয়ান করা শুরু 
করেন। দিন দিন লোক সমাগম বেড়ে চলে। 
ইবনে কাছীর বলেন £ 
তিনি তার তফসীরের দর্স প্রদানকালে জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন শাখা ও নতুন 
নতুন বিষয়বস্তু সম্পর্কে এত বেশী বর্ণনা দিতেন যে, শ্রোতৃমণ্ডলীর সংখ্যা 
ক্রমাগত বেড়েই চলে। এরই সঙ্গে তার দীনদারী, যুহদ ও 
'ইবাদত-বন্দেগীর কারণে লোকে তীর প্রতি আরও বেশী ঝুঁকে পড়ে এবং 
তার খ্যাতি দূর-দৃরান্তের শহর ও দেশগুলোতে ছড়িয়ে পড়ে । কয়েক বছর 
যাবত তার এই রুটিন মাফিক অভ্যাসই বজায় থাকে ।২ 


১. আল-বিদায়া ওয়া'ন-নিহায়া, ১৩শ খণ্ড. ৩০৩ পৃষ্ঠা: 
১ আল-বিদায়া ওয়া'ন-নিহায়া, ১৩শ খণ্ড, ৩০৩ পৃষ্ঠা: 


www.almodina.com 


৪৬ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 


হজ্জ 

৬৯২ হিজরীতে আমীন আল-বাসিতীর নেতৃত্বে একটি সিরীয় কাফেলার 
সঙ্গে হজ্জ সম্পাদন করেন। এই কাফেলা মা'আন নামক স্থানে পৌছুলে প্রবল 
এক ঝঞ্জাবায়ু প্রবাহিত হয়। এতে অনেক লোক মারা যায়। ঝঞ্জার তাড়নায় 
উটগুলি পৰ্যন্ত আপন জায়গায় স্থির হয়ে দাড়াতে পারছিল না। সবাই বেহুশ প্রায় 
হয়ে গিয়েছিল ।১ 


রসূল (স)-এর প্রতি গালি বর্ষণকারীর শাস্তি 


৬৯৩ হিজরীতে এমন একটি ঘটনা সংঘটিত হয় যদ্দারা ইবনে তায়মিয়া 
(র)-র ধর্মীয় চেতনা, মর্যাদাবোধ ও ঈমানী জযবার বাস্তব প্রকাশ ঘটে । 
দামিশকে উস্সাফ নামক জনৈক খ্রিস্টান সম্পর্কে এক দল লোক এসে সাক্ষ্য 
দেয়, সে সরওয়ারে “আলম হুবুর সাল্লাল্লাহু “আলায়হি ওয়া সাল্লাম-এর শানে 
গোস্তাখী করেছে। এই অন্যায় কর্মের পর সে জনৈক আরব সর্দারের নিকট আশ্রয় 
নিয়েছে । এতদ্শ্রবণে ইবনে তায়মিয়া (র) ও দারুল হাদীসের শায়খ যয়নুদ্দীন 
আল-ফারিকী একত্রে সাম্রাজ্যের নায়েব (প্রতিনিধি, স্থলাভিষিক্ত) 'ইযযুদ্দীন 
আয়বক আল-হামৃমীর নিকট গমন করেন এবং ঘটনার প্রতি তার দৃষ্টি আকর্ষণ 
করেন। আমীর বিষয়টির প্রতি দৃষ্টি দেন এবং অপরাধীকে ডেকে পাঠান । 
শায়খদ্বয় আমীরের নিকট থেকে উঠে চলে যাচ্ছিলেন । তখন তাদের দু'জনের 
সঙ্গে বহু লোক ছিল। এমন সময় তারা উসসাফকে আসতে দেখেন । তার সঙ্গে 
একজন আরবও ছিল। আরবীয় লোকটিকে উসসাফের সঙ্গে দেখতে পেয়ে 
লোকজন তাকে গালি দিতে থাকে । এতে আরবটি বলে, এই খ্রিস্টান লোকটি 
তোমাদের চেয়ে ভাল। এতে করে জনতা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে এবং উভয়ের 
প্রতি প্রস্তর বর্ষণ করতে শুরু করে । ফলে সেখানে হাঙ্গামা সংঘটিত হয় । আমীর 
ইবনে তায়মিয়া ও ফারিকী দু'জন “আলিমকেই ডেকে পাঠান এবং নিজের সামনে 
তাদেরকে হেনস্তা করেন। খিস্টান লোকটি অতঃপর মুসলমান হয় এবং তাকে 
নিরাপত্তার জামানত প্রদান করা হয়। পরে দু'জন 'আলিমকেই মুক্তি দেওয়া হয় 
এবং আমীর তার কৃতকর্মের জন্য উভয়ের নিকট ক্ষমা প্রার্থনা করেন । এ সময়ই 
তিনি তার বিখ্যাত গ্রন্থ J+ ৮ ১ Le Jal al 
লিখেন ।২ 
৩. আল-বিদায়া ওয়া'ন-নিহায়া, ১৩শ খণ্ড, ৩৩৩ পৃষ্ঠা: 

১. আল-বিদায়া ওয়া'ন-নিহায়া, ১৩শ খণ্ড, ৩৩৫-৩৬ পৃষ্ঠা: 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ৪৭ 

৪ঠা শা'বান, ৬৯৫ হিজরীতে হাম্বলীদের শায়খ "আল্লামা যয়নুদ্দীন ইব্‌ন 
মুনজী, মাদরাসাতু'ল-হাম্বলিয়ার শায়খ, ইনতিকাল করলে তার স্থলাভিষিক্ত এবং 
হাম্লিয়া মাদরাসার প্রধান মুদাররিসের পদেও ইবৃনে তায়মিয়াকে অধিষ্ঠিত করা 
হয়।১ 
পয়লা বিরোধিতা 

ইবনে তায়মিয়া (র) পঠন-পাঠনে মশগুল ছিলেন এবং বিশিষ্ট ও সাধারণ 
সকল মহলে তার জনপ্রিয়তা ও খ্যাতি নিত্যই বৃদ্ধি পাচ্ছিল। এমনি মুহূর্তে ৬৯৮ 
হিজরীতে তার বিরুদ্ধে প্রথম বিক্ষোভ সংঘটিত হয় এবং তার ব্যক্তিসত্তা ও 
“আকীদা-বিশ্বাস বিতর্কিত বিষয়ে পরিণত হয়। 

উক্ত ঘটনার বিস্তারিত বিবরণ হল, ৬৯৮ হিজরীতে সিরিয়ার হেমা শহরের 
কতিপয় অধিবাসী তার নিকট লিখিতভাবে ফতওয়া জানতে চায়, ১৭৯! 
৬৬১০ ১১১৯1। ৬5 (রাহমান আরশের উপর অধিষ্ঠিত) $$! 2 
০৮০.| || (অতঃপর তিনি আসমানে অধিষ্ঠান করলেন) ও অনুরূপ আয়াত 
ও aa Al lal ১০ nel ৩০৪7১। ৬৪ ৯.5 ৩। আদম বংশধরের 
হৃদয়গুলো রাহমানের (আল্লাহ্র) অঙ্গুলিসমূহের ভেতর দু'টি অঙ্গুলির মাঝে 
অবস্থিত) এবং ১। ৮ «€-5১১৮৯|। ০, (প্রবল পরাক্রমশালী আল্লাহ 
জাহান্নামের মাঝে পা রাখলেন) ইত্যাদি হাদীস সম্পর্কে 'আলিমগণের 
গবেষণামূলক ব্যাখ্যা কি এবং আল্লাহ্‌র গুণাবলী সম্পর্কে ‘উলামায়ে আহলে সুন্নত 
ওয়া'ল-জামা'আতের মত ও পথই বা কি? 


শায়খুল ইসলাম ইবনে তায়মিয়া এর বিস্তৃত ও পরিষ্কার ব্যাখ্যাসহকারে 
জওয়াব দেন।২ আল্লাহ্র গুণাবলী সম্পর্কে সাহাবায়ে কিরাম, তাবি'ঈন, আইম্মায়ে 
মুজতাহিদীন, মুতাকাল্লিমীন, মুতাকাদ্দিমীন (ইমাম আবুল হাসান আশ'আরী, 
কাধী আবূ বকর আল-বাকিল্লানী ও ইমামু'ল-হারামায়ন পর্যন্ত)-এর পথ ও মত, 
তাদের কথিত উক্তি, বাণী ও লিখিত রচনাসমূহ থেকে বর্ণনা করেন এবং তাদের 
গ্রন্থ থেকে উদ্ধৃতি দিয়ে প্রমাণ করেন, উল্লিখিত হযরতগণ এ সমস্ত সিফাতের 
ওপর বিশ্বাস স্থাপন করাকে অপরিহার্য বিবেচনা করতেন। সে সবের সেই 


১. আল-বিদায়া ওয়া'ন-নিহায়া, ১৩শ খণ্ড, ৩৩৫-৪৪ পৃষ্ঠা ; 


২. এই জওয়াব ৮১:৩]। «-৯৯। 5২25: নামে মশহুর । প্রায় ৫০ পৃষ্ঠার এ পুস্তিকা 
sll Lill «c+ -এর অন্তর্ভুক্ত । এটি ১৩২৩ হিজরীতে কায়রো থেকে 


www.almodina.com 


৪৮ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 

হাকীকত স্বীকার করতেন যেগুলো আল্লাহ্‌র শান ও মর্যাদা মাফিক ও তার পবিত্র 
সত্তার (৮১ [১৫ 54) যোগ্য এবং তিনি সব রকমের সাদৃশ্য (তাশবীহ) ও 
দেহধারী হওয়া, অধিকন্তু অস্বীকৃতি বা নএর্৫থক (৮৯১) ও অবকাশমূলক 
(4১৮5) ধারণা থেকেও তিনি মুক্ত ও পবিত্র অর্থাৎ তারা ব্রা এসব গুণকে 
আল্লাহ্‌ কর্তৃক সৃষ্ট বস্তুর (মাখলূক) সঙ্গে কিয়াস করেন, না তার পবিত্রতা ও 
শুচিতা নিয়ে বাড়াবাড়ি ও আধিক্য আরোপ করতে গিয়ে সেগুলোকে একেবারে 
অস্বীকৃতির পর্যায়ে ঠেলে দেন। তারা এর এমন জটিল ব্যাখ্যাও দেন না যদ্ৰারা 
তা হাকীকত তথা প্রকৃত সত্য থেকে বহু দূরে নিক্ষিপ্ত হয় এবং তা কেবল অস্পষ্ট 
ও ধূম্রজালে বন্দী হয়ে পড়ে; বরং তারা যেভাবে স্বয়ং তার সত্তা ও গুণাবলীর 
(জীবন, জ্ঞান, কুদরত, শ্রবণ, দর্শন, কথা ও ইচ্ছা বা অভিপ্রায়) ওপর ঈমান 
আনেন এবং সে সবের সেই হাকীকত স্বীকার করেন যা আল্লাহ্‌র পবিত্র সত্তা ও 
তার মর্যাদা তথা শানে খোদাওয়ান্দীর যোগ্য । ঠিক তেমনি আলফাজ-ই-মানসুস 
অর্থাৎ কুরআনুল করীমের এমন সব বাক্য বা শব্দসমষ্টি যার অর্থ স্বতঃপ্রকাশিত 
- যেমন, আল্লাহ্‌র চেহারা (4! <2 9), হাত (141 ১2), ক্রোধ (১০), সন্তুষ্টি 
(৮০১), তিনি আসমানে (৮11 ৪), ‘আরশের ওপর (০ 
০১১৯1), ওপর (৬৪) ' যেমন, আল্লাহ্র হাত তাদের হাতের ওপর «111-5) 
(4221 ১৮-কেও যথার্থ অর্থে কোনরূপ ব্যাখ্যা-বিশ্লেষণ ব্যতিরেকেই মেনে 
নেন এবং সে সবের এমন সব হাকীকত প্রমাণ করেন যা সেই পবিত্র সত্তা, 
নজীরবিহীন, উপমাবিহীন, দৃষ্টান্তবিহীন ও কল্পনাতীত সত্তার মর্যাদার যোগ্য । এই 
দুই প্রকারের গুণের ভেতর উল্লিখিত হযরতদের পথ, মত ও দৃষ্টিভঙ্গি স্বতন্ত্র ও 
পরম্পরবিরোধী নয় এবং যেভাবে জীবন, মৃত্যু 'ইল্ম, কুদরত প্রভৃতির ওপর 
ঈমান আনয়নের অর্থ অবধারিতভাবেই এটা নয় যে, সৃষ্টিকুল (মখলুকাত), নব 
সৃষ্ট বস্তু ও প্রাণীসমূহ (মুহদাছাত)-এর ন্যায় কমজোর জীবন এবং সে সবের 
সীমাবদ্ধ ও খণকৃত জ্ঞান ও অপূর্ণ কুদরতের মতই তার জীবন, জ্ঞান ও কুদরত । 
কিংবা যারা এসব গুণের হাকীকতের ওপর ঈমান আনে তাদেরকে 
“মুজাস্সিমাঃ”" (যারা স্রষ্টাকে দেহধারী বিশ্বাস করেন) বলাও ঠিক হবে না। ঠিক 
তেমনি ৫! ৯৪ *111- (আল্লাহর হাত তাদের হাতের ওপর), ৮৪১ 
এ],) «৯১ (আর স্থায়ী থাকবে তোমার প্রতিপালকের চেহারা (সত্তা), == ১|। 
৪১৯১ 2 ৬০ প্রভু ০০০৯|। ১1০ 535! 'আরশে সমাসীন), ১১০) 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ৪৯ 


“২5! ৪ ৩৯ তোমরা কি ঈমান আনয়ন করছ সেই সত্তার ওপর যিনি 
আসমানে আছেন?) প্রভৃতি আয়াতের কোনরূপ ব্যাখ্যা-বিশ্লেষণ ছাড়াই আনয়ন 
থেকে এ অর্থ বের করা ঠিক হবে না যে, এখানে সৃষ্টি ও ধ্বংসশীল বস্তু কিংবা 
জীবের ন্যায় তার চেহারা ও হাতকে বোঝানো হয়েছে । ঠিক তেমনি 
স্থান-কাল-পাত্রের দ্বারাও সীমাবদ্ধ কাল, গন্তী কিংবা স্থান বোঝা ঠিক হবে না। 
ষ্টার এসব গুণের হাকীকতে যারা বিশ্বাস করেন তাদেরকে দেহবাদী (--..২:) 
ও সাদৃশ্যবাদী («.২০) বলে ভর্সনা করাও ঠিক হবে না। এক্ষেত্রে তারা প্রথম 
যুগের মনীষী বুযুর্গ ও পূর্ববর্তী সুতাকাল্লিমগণের যে সমস্ত উক্তি ও বাণী উদ্ধৃত 
করেছেন তা থেকে এই পথ ও মতেরই সমর্থন মেলে । তারা বলেন, এর বিরুদ্ধে 
“নস'গত কিংবা প্রকাশ্যত একটি শব্দও সাহাবা-ই-কিরাম, তাবি'ঈন ও প্রাচীন 
বুযুর্গদের থেকে প্রমাণিত হয়নি । তাদের ভেতর থেকে কেউ একথা বলেন নি, 
আল্লাহ আসমানের ওপর নন কিংবা তিনি ‘আরশের ওপর নন অথবা তিনি সমস্ত 
জায়গায় আছেন এবং যে সমস্ত জায়গা তার সম্বন্ধের দিক দিয়ে একই বরাবর 
এবং সেটা এই, না তিনি বিশ্বের অন্তর্ভূক্ত, না তিনি এর বহির্ভূত; না সংযুক্ত, না 
বিযুক্ত এবং সেটা এই, তার দিকে অঙ্গুলী দ্বারা সচেতনগতৃভাবে ইঙ্গিত করা 
জায়েয নয়। যদি নঞ্্৫থকবাদীদের পথ ও মতই সঠিক হয় তাহলে নবী করীম 
সাল্লাল্লাহু “আল্লায়হি ওয়া সাল্লাম ও সাহাবা-ই-কিরাম এর বিরুদ্ধে কেন সর্বদা 
কথা বলতে থাকলেন আর কেনই-বা সারা জীবন সত্য প্রকাশ থেকে বিরত ও 
নিশ্চুপ রইলেন? শেষাবধি এই পারসিক, রোমক, ইয়াহুদী ও দার্শনিকদের দ্বারা 
যারা লালিত-পালিত, তারা আসবে এবং উম্মতে মুসলিমাকে বিশুদ্ধ ‘আকীদার 
তা'লীম দেবে । 


অতঃপর তিনি প্রমাণ করেছেন, মুতাআখখিরীন (শেষ যুগের মুতাকাল্লিমগণ) 
উদ্দেশে অতি উৎসাহে এ সকল সিফতের এমন সব ব্যাখ্যা করতে লাগল যা 
আভিধানিক হাকীকত, সাহাব'-ই-কিরামের বোধ, সমঝ ও হাদীসের নস থেকে 
বহু দূর গিয়ে পড়ে এবং "না" ও অবকাশ'-এর সীমান্ত ছুই ছুই করে । এই 
পারস্পর্যে তারা পূর্ববর্তী 'উলামা-ই-কিরাম, সুন্নাহর ইমাম ও খোদ প্রাচীন 
মুতাকাল্লিমদের পথ থেকে দূরে ছিটকে পড়ে, এমন কি তারা প্রাচীন বুযুর্গদের 
সম্পর্কে এমন সব শব্দ উচ্চারণ করতে লাগল যদ্ধারা তাদের জ্ঞানের অবমাননা 
যুগের বুযুর্গ পণ্ডিতদের তরীকা অধিকতর নিরাপদ ও নির্ভয় ছিল, কিন্তু পরবর্তী 
সাধক (২য়)-৪ 


www.almodina.com 


৫০ শায়খুল ইসলাম হাফিজ ইবৃন তায়মিয়া (র.) 


যুগের পণ্ডিতদের তরীকা ছিল অত্যধিক জ্ঞাননির্ভর ও বিজ্ঞোচিত। এ সবই প্রাচীন 
বুযুর্গদের হাকীকত ও মর্ধাদাগত অবস্থা সম্পর্কে অনবহিতির পরিণতি এবং এটা 
তাদের অজ্ঞতার প্রমাণও বটে। যথার্থ ও.মৌলিক জ্ঞান তো প্রাচীন বুযুর্গ ও 
মনীষীদেরই ছিল যারা আম্বিয়া-ই-কিরাম ও রসূলগণের ওয়ারিছ ও প্রতিনিধি, 
যারা আল্লাহ্র কিতাব ও সুন্নতে নববীর ধারক ও বাহক । আল্লাহ্র পরিচয় 
(মা'রিফাত) এবং তার নাম ও গুণাবলী অনুধাবনের ক্ষেত্রে সেই সব লোক কী 
এবং যারা ভারতীয় ও গ্রীকদের উচ্ছিষ্টভোজী মাত্র । দার্শনিক ও মুতাকাল্লিমদের 
শেষ বাণী ও দুনিয়া থেকে বিদায় নেবার মুহূর্তের অন্তিম উক্তি থেকে আমরা 
জানতে পারি, তারা তাদের সুক্ষ্ম দৃষ্টিভঙ্গী ও অতীতের চুলচেরা বিশ্লেষণের 
ব্যাপারে লজ্জিত, বিশ্বয়াবিষ্ট অবস্থায় অবনত মস্তক এবং নিজেদের ব্যর্থতা ও 
ভিত্তিহীনতায় মাতমরত ছিলেন । তাদের ভেতর কেউ কেউ বলেছেন, আমাদের 
সারা জীবনের সঞ্চয় কথার তুবড়ি ছোটানো ছাড়া আর কিছু নয় । কেউ বলেছেন, 
অসীম সমুদ্রের কূলে বসে কেবল হাত-পা ছুঁড়লাম, দাপাদাপি করলাম, 
মুসলমানদের জ্ঞান-বিজ্ঞান ছেড়ে অন্ধকার বিয়াবান হাতড়ে ফিরলাম । এখন তো 
অবস্থা এই, যদি আল্লাহ্‌র অসীম করুণা-সিন্ধু থেকে একটি বিন্দুও না পাই 
তাহলে আমার কোথাও আর দীড়াবার স্থান থাকবে না। তোমরা সাক্ষী থেক, 
আমার মা যে সুগভীর বিশ্বাস ও সুদৃঢ় প্রতীতি নিয়ে দুনিয়া থেকে বিদায় 
নিয়েছেন, সেই বিশ্বাসের ওপর আমি আমার মৃত্যু কবুল করছি। 


এই ফতওয়াটি একটি স্থায়ী জ্ঞানগর্ভ পুস্তিকা-যেখানে শায়খুল ইসলাম 
(ইবনে তায়মিয়া)-এর জ্ঞান, লেখনীগত বৈশিষ্ট্য পুরোপুরি বিদ্যমান । 
সাবলীলতা, প্রবল যুক্তি, বাগ্মিতা, কুরআন ও হাদীস থেকে সর্বোত্তম সাক্ষ্য পেশ, 
পন্থার নতুনত্ব, সাধারণ জ্ঞান-বুদ্ধির নিকট আপীল, যথাযথ সহজ স্বাচ্ছন্দ্য ও 
নিরাভরণ বক্তব্য, এতিহাসিক তথ্য, মুতাকাল্লিম ও দার্শনিকদের ওপর নিভীকি 
সমালোচনা-এগুলোই সে সব বৈশিষ্ট্য যা সে যুগের সাধারণ রচনাসমূহে 
বিশেষত ফতওয়া গ্রন্থে (সাধারণত যা ফিকহী ও পারিভাষিক যবানে লিখিত হত) 
মেলা ভার ছিল। 

এই ফতওয়াতে প্রথমবারের মত তিনি এমন খোলাখুলি ও জোরালোভাবে 
এই আকীদার সুস্পষ্ট ব্যাখ্যা দান করেছিলেন যা ছিল তার নিকট প্রাচীন বুযুর্গদের 
আকীদা এবং আহলে সুন্নত ওয়া'ল-জামা'আতের প্রত্যয়দীপ্ত বিশ্বাস এবং তার 
বিরোধীদের নিকট ছিল তাজসীম তথা দেহবাদী-এর আকীদা এবং বিকৃত হাম্বলী 
মতবাত। এই ফতওয়া যে দৃপ্ত ভাষায় এবং যেরূপ চ্যালেঞ্জিং ভঙ্গিতে লেখা 
হয়েছিল এবং হাম্বলী মাযহাবী মহলে একে যেভাবে সাদর অভ্যর্থনা জানানো 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ৫১ 


হয়েছিল তার স্বাভাবিক পরিণতি ছিল এই যে, সর্বসাধারণ ও শাসক মহলের 
সমর্থনপুষ্ট আশ'আরী ও কালামশান্ত্রবিদদের মহলে, যারা সরকারী বিচার ও 
ফতওয়া বিভাগ থেকে শুরু করে শিক্ষক ও লেখক মহল অবধি সকল পর্যায়ে 
শিক্ষিত মহলেই আসন গেড়ে বসেছিল, অসন্তোষের এক প্রবল স্রোত ও ব্যাপক 
বিক্ষোভ সৃষ্টি করে। ইবনে কাছীর ৬৯৮ হিজরীর ঘটনাবলী সম্পর্কে লিখতে 
গিয়ে বলেন ঃ 


আলিমদের একটি দল শায়খুল ইসলাম ইবনে তায়মিয়ার বিরোধিতায় নেমে 
পড়ে। তারা এ ব্যাপারে পীড়াপীড়ি করছিল যে, তিনি হানাফী কাষী শায়খ 
জালালুদ্দীনের মজলিসে হাযির হবেন এবং তাকে তাঁর ফতওয়া সম্পর্কে 
সেখানে সাফাই পেশ করতে হবে । ইবনে তায়মিয়া এতে সম্মত হন নি। এতে 
শহরে ঘোষণা দেওয়া হয় যে, ইবনে তায়মিয়া প্রদত্ত ফতওয়া গ্রহণযোগ্য নয় । 
কিন্তু আমীর সায়ফুদ্দীন জাগান ইবনে তায়মিয়াকে সমর্থন করেন এবং যে সব 
লোক হাঙ্গামা করেছিল তিনি তাদেরকে তলব করেন। ফলে তাদের 
অধিকাংশই আত্মগোপন করে । আমীর ঘোষণা প্রদানকারী এক দলকে শাস্তি 
দেন। এতে অবশিষ্ট লোকেরা নিশ্চুপ হয়ে যায়। জুমু'আর দিন শায়খ আপন 
অভ্যাস মাফিক জামি' মসজিদে যান এবং ১:৮০ 34 ৮1 এ১। (নিশ্চয়ই 
আপনি এক মহান চরিত্রের অধিকারী)-এর তফসীর বর্ণনা করেন। পরদিন 
শনিবার তিনি কাষী ইমামুদ্দীন (শাফি'ঈ)-এর নিকট গমন করেন। একদল 
বিশিষ্ট গুণী ব্যক্তিরও সেখানে আগমন ঘটে । তারা সকলেই ফতওয়া হামূবিয়া 
সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করেন এবং কয়েকটি জায়গার বিশ্লেষণ চান। 
তিনি সকলকে পরিতৃপ্ত করেন এবং নিশ্চুপ করে দেন। অতঃপর শায়খ 
প্রত্যাবর্তন করেন এবং স্বাভাবিক অবস্থা ফিরে আসে ।১ 
এ কাহিনী আরও দীর্ঘ হবার সম্ভাবনা ছিল এবং এরপর আরও বিরোধিতা 
কিংবা হাঙ্গামা সৃষ্টির আশংকা দেখা দিতে পারত । কিন্তু এর পরপরই এমন 
অবস্থা দেখা দেয় যে, বহুকাল যাবত আর এ ধরনের “ইল্মী (জ্ঞান-বিজ্ঞান 
বিষয়ক) মতপার্থক্য ও আলোচনা-সমালোচনা ও বিতর্কের ফুরসৎ মেলেনি । আর 
এর কারণ ছিল তাতারীদের হামলা । তাতারীদের এই হামলার মুকাবিলায় 
শায়খুল ইসলাম প্রথমবারের মত একজন মহান মুজাহিদ ও জননেতা হিসাবে 
আবির্ভূত হন। 


১. আল-বিদায়া ওয়া'ন-নিহায়া. ১৪শ খণ্ড, ৪র্থ পৃষ্ঠা: 


www.almodina.com 


৫২ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 


দামিশ্ক অভিমুখে তাতারী বাহিনী 

৬৯৯ হিজরীতে নতুন বছর শুরু হতেই চতুর্দিক থেকে উপর্যুপরি খবর 
আসতে লাগল যে, ইরান ও ইরাকের তাতারী শাসক কাযান১ সিরিয়ার ওপর 
আক্রমণের অভিপ্রায় পোষণ করছেন এবং তার সেনাবাহিনীর গতি এখন 
দামিশুক অভিমুখে । তাতারী আক্রমণের যে তিক্ত অভিজ্ঞতা মুসলিম দেশগুলোর 
হয়েছিল এবং তারা যে কিংবদন্তী কায়েম করেছিল তাতে করে এ সংবাদে সমগ্র 
সিরিয়াব্যাপী আতংকের ছায়া নেমে আসে এবং সর্বত্র ভীতি ছড়িয়ে পড়ে । হলব 
(আলেপ্পো) ও হিমাত থেকে, যা রাজধানী থেকে বেশ দূরে অবস্থিত ছিল, লোকে 
বেরিয়ে পড়ে এবং রাজধানী অভিমুখে রওয়ানা হয় । লোকের চাপ এত বেশি ছিল 
যে, হিমাত থেকে দামিশ্ক পর্যন্ত ঘোড়ার ভাড়া দু *শ' দিরহামে গিয়ে পৌছে। 
কিন্তু খুব শিগগির তারা এ সংবাদে আশ্বস্ত হয় যে, মিসরের সুলতান 
(আল-মালিকু'ন-নাসির মুহাম্মদ ইব্‌ন কালাউন) সিরিয়ার হেফাজত ও 
তাতারীদের মুকাবিলার উদ্দেশে সসৈন্য আগমন করছেন । ৬৯৯ হিজরীর ৮ই 
রবীউল আওয়াল তারিখে মিসরীয় বাহিনী দামিশ্ক প্রবেশ করে । প্রবল বৃষ্টিপাত 
ও কাদা-পানি সত্বেও শহরের লোকেরা সুলতান ও তার বাহিনীকে সাদর অভ্যর্থনা 
জানায় । শহর সাজানো হয়। স্থানে স্থানে সুলতানের জন্য ও মুসলমানদের বিজয় 
কামনায় দু'আ ও মুনাজাত করা হয় । ১৭ রবীউল আওয়াল তারিখ সুলতান তার 
বাহিনীসহ তাতারীদের মুকাবিলার উদ্দেশে বহির্গত হন। হানাফী 
কাষীউ'ল-কুযাত ও বড় বড় আলিম ও শহরের বিশিষ্ট নাগরিকবৃন্দ সুলতানের 
সঙ্গী হন। সমগ্র বাহিনীর সঙ্গে সেচ্ছাসেবক মুজাহিদ ও রিক্রুটদেরও একটি 
উল্লেখযোগ্য সংখ্যা বর্তমান ছিল। মসজিদে মসজিদে কুনৃতে নাযিলা ও দু'আ 
অনুষ্ঠানের বিশেষ্য ব্যবস্থা করা হয়। 


মিসর সুলতানের পরাজয় ও দামিশ্‌কের অবস্থা 


দামিশকের বাইরে ২৭শে রবী“উ'ল-আওয়াল তারিখে কাযান ও সুলতানের 
মধ্যে যুদ্ধ সংঘটিত হয় । মুসলমানগণ দৃঢ়তা সহকারে লড়াই করে এবং বীরত্বের 
সঙ্গে তাতারী বাহিনীর মুকাবিলা করে । কিন্তু তদ্সত্তেও মুসলমানদের পরাজয় 
ঘটে । সুলতানের বাহিনী মিসর অভিমুখে রওয়ানা হয় এবং দামিশকবাসী শহর 
অভ্যন্তরে আশ্রয় গ্রহণ করে। এই পরাজয়, মিসরীয় ফৌজের প্রত্যাবর্তন ও 
১. কাযানের মুসলিম নাম ছিল মাহমুদ । তিনি ছিলেন চেঙ্গীষ খানের প্রপৌত্র । ৬৯৪ হিজরীতে 
আমীর তুযূন (র)-এর প্রচার প্রেরণায় ইসলাম কবুল করলেও মাত্র পাচ বছরের সংক্ষিপ্ত 
মুদ্দতে তার স্বভাব-চরিত্রের আমূল পরিবর্তন, সেই সঙ্গে তার থেকে ইসলামী তা'লীম ও 
তরবিয়তের বেশি আশা করা যায় না । ফলে মুসলিম হওয়া সত্তেও তাতারীদের নৃশংসতা ও 
ধ্বংসাত্মক তৎপরতার মাঝে কোন ফারাক ছিল না। 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ৫৩ 


তাতারীদের বিজয়ীবেশে দামিশক প্রবেশের আশংকায় শহরে অস্থিরতা ও চাঞ্চল্য 
ছড়িয়ে পড়েছিল। বড় বড় “উলামায়ে কিরাম ও নেতৃস্থানীয় ব্যক্তি শহর ছেড়ে 
মিসর অভিমুখে পাড়ি জমাবার চিন্তা করছিলেন । স্বয়ং শাফি“ঈ কাযী, মালিকী 
কাষী, অন্যান্য কতক খ্যাতনামা “উলামা, শহরের হাকিম, পুলিশ প্রধান, বড় বড় 
ব্যবসায়ী বণিক ও জনসাধারণ ইতোমধ্যেই শহর পরিত্যাগ করেছিল । সরকারী 
আমলারা বিদায় নিয়েছিলেন । শাসন ক্ষমতায় অধিষ্ঠিত ব্যক্তিবর্গের মধ্যে কেবল 
দুর্গের ব্যবস্থাপক তখনও দুর্গে অবস্থান করছিলেন । এ ছাড়া কোন দায়িত্বশীল 
প্রশাসনিক কর্মকর্তা কিংবা ব্যবস্থাপক শহরে ছিলেন না। জিনিসপত্রের দুর্মূল্য 
আকাশচুম্বী হয়ে গিয়েছিল । বাইরের আসা-যাওয়া বন্ধ হয়ে গিয়েছিল। এই 
সুযোগে জেলখানার কয়েদীরা জেলখানা ভেঙে বেরিয়ে আসে এবং শহরে 
লুটপাটের তাণ্ডব বইয়ে দেয় । অসৎ ও চরিত্রহীন লোকেরা এই সুযোগের পূর্ণ 
সদ্ব্যবহার করে। তারা বাগানের (যা দামিশ্কবাসীদের আয়-আমদানীর একটা 
বড় উৎস ছিল) দরজা ভেঙে ফেলে এবং খিড়কিগুলো খুলে নিয়ে যায় এবং সে 
সবের জড়ে মূলে সব বিক্রি করে দেয়। দামিশূকে একদিকে এই অরাজক অবস্থা 
চলছিল আর এদিকে তাতার অধিপতি কাযানের আগমন সংবাদে অবশিষ্ট 
আশা-ভরসাটুকুও মলিন ও নিং্প্রভ হবার উপক্রম হয়। 


কাযানের সঙ্গে ইবনে তায়মিয়া (র)-র মুলাকাত 


এরূপ অবস্থা দেখে শহরের সম্মানিত নাগরিকবৃন্দ ও ইবনে তায়ূমিয়া (র) 
এক পরামর্শ সভায় মিলিত হন। অতঃপর আলোচনান্তে সিদ্ধান্ত গৃহীত হয়, 
ইবনে তায়মিয়া (র) কতিপয় “আলিম ও সঙ্গী-সাথী সমভিব্যাহারে কাযানের 
সঙ্গে সাক্ষাৎ করবেন এবং দামিশৃকের জন্য শান্তির বার্তা লাভের চেষ্টা চালাবেন । 


৬৯৯ ' হিজরীর ৩রা রবী“উ"ছ-ছানী সোমবার নাবাক১ নামক স্থানে 
দামিশৃকবাসীদের প্রতিনিধি ও ইসলামের দূত ইমাম ইবনে তায়মিয়া (র) এবং 
প্রবল পরাক্রমশালী তাতারী বাদশাহ কাযানের সাক্ষাতকার অনুষ্ঠিত হয় । শায়খ 
কামালুদ্দীন ইব্নু'ল-আনজা যিনি দামিশৃক থেকে ইবনে তায়মিয়া (র)-র সঙ্গে 
গিয়েছিলেন এবং উক্ত মজলিসে শরীক ছিলেন, উল্লিখিত সাক্ষাতকারের এভাবে 
বর্ণনা দিয়েছেন £ 
১. জায়গাটি দামিশৃক ও হিমস-এর মধাবর্তীতে অবস্থিত । সেখানকার পানি বিশেষভাবে মশহুর । 


আজকাল সেখানে একটি খামার আছে । ১৯৫১ সনে হিমূস যাবার পথে এই লেখক জায়গাটি 
দেখেছিলেন । 


www.almodina.com 


৫৪ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 


আমি শায়খ-এর সঙ্গে উক্ত মজলিসে উপস্থিত ছিলাম । তিনি সুলতান 
(কাযান)-কে “আদল ও ইনসাফ সম্পর্কিত কুরআনু'ল করীমের আয়াত ও 
হাদীস শরীফ এবং আল্লাহ্‌. ও তদীয় রসূল (স)-এর ইরশাদ ও 
হুকুম-আহকাম শোনাচ্ছিলেন। তার আওয়াজ ক্রমান্বয়ে উচ্চ গ্রামে উঠছিল 
এবং তিনি ক্রমেই সুলতানের নিকটবর্তী হয়ে চলেছিলেন, এমন কি এক 
পর্যায়ে তার হাটু সুলতানের হাটুর সঙ্গে লাগার উপক্রম হয়। অবশ্য সুলতান 
তাতে মনে কিছু নেন নি। তিনি অত্যন্ত মনোযোগের সঙ্গে কান লাগিয়ে 
তার কথা শুনছিলেন। তার সমগ্র দেহ-মন তীর প্রতি নিবিষ্ট ছিল। 
শায়খ-এর ভক্তিপ্রযুক্ত ভয় ও প্রভাব তাকে এতটা আচ্ছন্ন করে রেখেছিল 
এবং তিনি তৎকর্তৃক এতটা প্রভাবিত ছিলেন যে, তিনি সে সমস্ত লোককে 
জিজ্ঞাসা করেন, কে এই “আলিম? আমি আজ পর্যন্ত এমন লোক দেখিনি 
এবং এই লোকের চেয়ে অধিকতর সাহসী ও শক্ত অন্তকরণের লোক আজ 
পর্যন্ত আমার চোখে পড়েনি । আমার ওপর অদ্যাবধি আর কারুর এমন 
প্রভাব পড়েনি । লোকে তার পরিচয় তুলে ধরে এবং তার জ্ঞান, বিদ্যাবত্তা ও 
তার 'আমলী কামালিয়াত সম্পর্কে আলোচনা করে। 
ইবনে তায়মিয়া (র) কাযানকে বলেন, তোমার দাবী যে, তুমি মুসলমান 
এবং আমি জানতে পেরেছি, তোমার সঙ্গে কাষী, ইমাম ও মুওয়ায্যিনও 
থাকেন। কিন্তু তদ্সত্তেও তুমি আমাদের মুসলমানদের ওপর হামলা করেছ, 
অথচ তোমার বাপ-দাদা কাফির হওয়া সত্বেও এরূপ কর্ম থেকে বিরত 
থেকেছেন এবং তারা যে অঙ্গীকার করেছিলেন তা তারা পূর্ণ করেছেন, আর 
তুমি যে অঙ্গীকার করেছিলে তা তুমি ভঙ্গ করেছ, যা কিছু বলেছিলে তা 
পুরো করনি এবং আল্লাহ্‌র বান্দাদের ওপর তুমি জুলুম করেছ। 
শায়খ কামালুদ্দীন বলেন, এরূপ কঠোর ভাষায় কথা বলা সত্ত্বেও শায়খ 
(ইবনে তায়মিয়া) অত্যন্ত সম্মান ও মর্যাদার সঙ্গে প্রত্যাবর্তন করেন। তাতারীদের 
হাতে যে সব মুসলিম বন্দী ছিল, শায়খ (র)-এর সুপারিশে তাদের একটি বিরাট 
সংখ্যককে ছেড়ে দেওয়া হয়। শায়খ (র) বলতেন ৪ গায়রুল্লাহ (আল্লাহবহির্ভূত 
সত্তা ও শক্তি)-কে কেবল তারাই ভয় পাবে যাদের অন্তরে ব্যাধি রয়েছে । ইমাম 
আহমদ ইবন হাম্বল (র)- কে কেউ শাসকদের সম্পর্কে তার ভীতি ও আশংকার 
কথা ব্যক্ত করলে তিনি বলেছিলেন £ যদি তুমি নির্দোষ ও নিরপরাধ হতে তাহলে 
কাউকে ভয় পেতে না।৯ 
১. ২১০ SIN ES ৮৯ 0৮১১1 Ile LASS 
রচয়িতা আশ-শায়খ মার'আ ইব্‌ন যুসুফ আল-কারামী আল-হাম্বলী, পৃ. ২৫. শামিল 
মজমু'আ ফারাজুল্লাহ যাকী আল-কুরদী । 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ৫৫ 


অপর এক সঙ্গী কাধীউ'ল-কুযাত আবু'ল-'আব্বাস এর সঙ্গে কিছুটা যোগ 

করেছেন £ 
উক্ত মজলিসে ইবনে: তায়মিয়া (র) ও তার সঙ্গী-সাথীদের সম্মুখে খাবার 
রাখা হয় এবং সকলেই এ খাবারে শরীক হয়। কিন্তু ইবনে তায়মিয়া (র) 
হাত গুটিয়ে নেন এবং খাবার গ্রহণ করা থেকে নিজেকে বিরত রাখেন । 
তাকে জিজ্ঞাসা করা হল £ আপনি খানায় শরীক হচ্ছেন না কেন? উত্তরে 
তিনি বললেন £ কবে থেকে এ খাবার জায়েয? এ তো গরীব মুসলমানদের 
ভেড়া-বকরীর গোশ্ত দিয়ে তৈরি করা হয়েছে এবং সাধারণ জনগণের 
সযক্রে রোপিত বৃক্ষের ডাল-পালা জ্বালানি করে রান্না করা হয়েছে। কাযান 
তার জন্য দু'আ করার আবেদন জানাল । শায়খ নিম্নোদ্ধৃত ভাষায় দু'আ 
করেনঃ 
হে আল্লাহ্‌! যদি তুমি মনে করে থাক, কাযানের এ যুদ্ধের পেছনে উদ্দেশ্য 
তোমার বাণীকে পৃথিবীর বুকে সমুন্নত করা এবং আল্লাহ্‌র রাস্তায় জিহাদ 
করা তাহলে তাকে তুমি সাহায্য কর। আর যদি তার উদ্দেশ্য হয়ে থাকে 
রাজ্য লাভ এবং দুনিয়ার লোভ, তাহলে তার সঙ্গে তুমিই বোঝাপড়া কর। 
আশ্চর্যের বিষয়, শায়খ (র) দু'আ করছিলেন আর কাযান আমীন! আমীন! 
বলছিল। এদিকে আবার অবস্থা ছিল, আমরা আমাদের কাপড় গোছাচ্ছিলাম 
যে, এখন তো জল্লাদের প্রতি তার গর্দান উড়িয়ে দেবার হুকুম হবে । অতএব 
তীর রক্তের ছিটা যেন আমাদের কাপড়ে না লাগে । 

আবুল ‘আব্বাস বলেন £ 
মজলিস যখন ভেঙে গেল এবং আমরা দরবারের বাইরে এলাম তখন 
আমরা তাকে বললাম, আপনি তো আজ আমাদের মেরেই ফেলতে 
বসেছিলেন! এখন আমরা আর আপনার সঙ্গে যাব না। তিনি বললেন, আমি 
নিজেই তোমাদের সঙ্গে যাব না। অনন্তর আমরা রওয়ানা হয়ে গেলাম এবং 
তিনি কিছুটা দেরী করে প্রত্যাবর্তন করেন। নেতৃস্থানীয় খান ও 
আমীর-উমারা যখন এই ঘটনা সম্পর্কে অবশ্তি হ'ল এবং তার উপস্থিতি 
সম্পর্কে জানতে পারল অমনি চতুর্দিক থেকে তারা এসে ভীড় করতে লাগল 
এবং তীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপনার্থে ও বরকত লাভের উদ্দেশ্যে তাকে ঘিরে 
ধরল । অতঃপর তিনি যখন দামিশৃকে প্রত্যাবর্তন করেন তখন সঙ্গী হিসাবে 
তিন শ' অশ্বারোহী তাকে অনুগমন করে। 
পক্ষান্তরে আমাদের অবস্থা ছিল, আমরা পথিমেধ্য থাকতেই একদল 
আমাদেরকে আক্রমণ করে এবং আমাদের পরনের কাপড় খুলে নেয় ।১ 

১. আল-কাওয়াকিবুদ্দুরিয়্যাঃ, ২৫ প.. 


www.almodina.com 


৫৬ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 
দামিশকে তাতারীদের বিশৃঙ্খল কার্যকলাপ 

দামিশৃকবাসীরা যদিও তাতারী সুলতানের পক্ষ থেকে শান্তির পরওয়ানা লাভ 
করেছিল এবং দামিশ্্‌কে সে সম্পর্কে ঘোষণাও প্রদান করা হয়ে গিয়েছিল, কিন্তু 
তদ্সত্তেও দামিশৃকের পার্শ্ববতী এলাকাগুলোতে তাতারীদের ধ্বংসযজ্ঞ ও 
অরাজকতা অব্যাহত ছিল এবং শহরের আশ্রয় প্রাচীরের বাইরে হাঙ্গামাজনক 
পরিস্থিতি বিরাজ করছিল। শহরে দ্রব্যমূল্য অত্যন্ত বৃদ্ধি পেয়েছিল এবং 
জিনিসপত্রের সীমাহীন আক্রা চলছিল । এদিকে তাতারীরা দামিশ্ুকবাসীদের 
নিকট দাবী জানায়, সাবেক সরকারের যে পরিমাণ ঘোড়া, অস্ত্রশস্ত্র ও নগদ 
অর্থ-কড়ি লোকের কাছে লুকানো রয়েছে, সেগুলো তাতারীদের নিকট সোপর্দ 
করতে হবে । তারা সায়ফুদ্দীন১ কুবজুককে তাদের পক্ষে সিরিয়ার শাসনকর্তা 
নিযুক্ত করে। নতুন শাসক নাগরিকদের ওপর কঠোরতা প্রদর্শন করতে শুরু 
করেন। শহরের ওপর তাতারীদের নিয়ন্ত্রণ পুরোপুরিই প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল । 
দুর্গাধ্যক্ষ আরজুওয়াস তার দুর্গ সোপর্দ করেন নি। শুধু তাই নয়, দুর্গ প্রত্যপর্ণ 
করতেও তিনি পরিষ্কার অস্বীকৃতি জানিয়েছিলেন । ইবনে কাছীর বলেন, তার এই 
অস্বীকৃতির পেছনে প্রেরণাদানকারী ছিলেন ইমাম ইবনে তায়মিয়া (র)। তিনি 
দুর্গাধ্যক্ষকে পয়গাম পাঠান, যতক্ষণ পর্যন্ত দুর্গের একটি ইটও নিরাপদ থাকবে 
ততক্ষণ পর্যন্ত যেন দুর্গ তাতারীদেরকে সোপর্দ করা না হয়। দুর্গাধ্যক্ষ শেষ 
মুহূর্তটি পর্যন্ত এ ব্যাপারে অনড় থাকেন এবং তাতারীরা আপ্রাণ চেষ্টা সত্তেও 
দুর্গের ওপর অধিকার প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়।২ তারা শহরে জুলুম-নিপীড়ন 
চালাতে শুরু করে এবং চিরাচরিত অভ্যাস মাফিক সর্বপ্রকার অরাজকতার আশ্রয় 
নেয়। অগণিত মুসলিম নারী-পুরুষ বন্দী করে এবং ক্রীতদাসে পরিণত করে। 
কেবল সালিহিয়া মহল্লায় ৪০০ মানুষ নিহত এবং প্রায় চার হাজারের মত বন্দী 
হয়। বড় বড় শরীফ খান্দান, অভিজাত পরিবার ও “আলিম-“উলামা ঘরের 
বালক-বালিকা ও কিশোর-কিশোরীদেরকে দাস-দাসীতে পরিণত করা হয়। 
কুতুবখানা (লাইব্রেরী) লুট করা হয় এবং ওয়াক্ফকৃত কিতাবসমূহ সের দরে 
বিক্রি করে দেওয়া হয়। 

এমন অবস্থা দেখে ইবনে তায়মিয়া (র) পুনর্বার কাযানের সঙ্গে সাক্ষাতের 
প্রয়োজন অনুভব করেন । তিনি একদল মুসলিমসহ ২৫শে রবী“উ"ছ-ছানী তারিখে 
পুনরায় সুলতানের সঙ্গে মিলিত হবার উদ্দেশে গমন করেন, কিন্তু দু'দিন অপেক্ষা 
করা সত্তেও তাকে সুলতানের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। ইতোমধ্যে 
দামিশকে গুজব ছড়িয়ে পড়ে, তাতারীরা (যারা তখনও পর্যন্ত শহরের বাইরে 


১. তুকী বংশোদ্ভুত ও সম্ভবত তাতারী নও-মুসলিম ছিলেন : 
২. আল-বিদায়া ওয়া ন-নিহায়া, ১৪ খণ্ড ১৭ পৃ; 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ৫৭ 


ছাউনি ফেলে অবস্থান করছিল) শহরে প্রবেশ করতে চাচ্ছে । একথা শুনে মানুষের 
অবশিষ্ট ছিটেফৌটা আশা-ভরসাটুকুও উবে যাবার উপক্রম হয় এবং শহরের সর্বত্র 
আতংক ছড়িয়ে পড়ে । লোকজন শহর ছেড়ে চলে যেতে চায়। কিন্তু যাবে 
কোথায়? তাতারীরা দুর্গ জয়ের আয়োজনে মেতে ওঠে ৷ পরিখা খনন করা হতে 
থাকে । মিনজানীক স্থাপন করা হয়। বেগার খাটানো হবে, এই ভয়ে লোকে যে 
যার ঘরে বসে থাকে । 


ইবনে কাছীর বলেন $ 


রাস্তা ও সড়কগুলো ছিল জনশূন্য । কখনো কখনো দু'একজনকে চলাফেরা 
করতে দেখা যেত ৷ জামে মসজিদে মুসল্লীর সংখ্যা খুবই কমে গিয়েছিল। 
উমায়্যা মসজিদে জুমু'আর নামাযে বড় কষ্টে এক কাতার পুরা হত এবং 
কিছু লোক পেছনে দীড়াত | প্রয়োজনে কেউ বাইরে বেরুলেও তাতারীদের 
ছদ্মবেশে বের হত এবং প্রয়োজন ফুরোতেই তাৎক্ষণিকভাবে ফিরে আসত । 
তারপরও আশংকা থাকত প্রচুর, হয়ত-বা এটাই শেষ বের হওয়া; আর 
ফিরে নাও আসতে পারি ।১ 


১৯ শে জুমাদা'ল-উলা কাযান ইরাক অভিমুখে যাত্রা করেন এবং একজন 
প্রতিনিধি নিযুক্ত করে তার অধীনে ষাট হাজার সৈন্য সিরিয়ার হেফাজতের জন্য 
রেখে যান । যাত্রাকালে তিনি ঘোষণা দেন, “আমরা আমাদের প্রতিনিধি ও বিরাট 
বিপুল সেনাবাহিনী রেখে যাচ্ছি এবং আগামী বছর শীত মওসুমে আমরা ফিরে 
আসছি। সে সময় আমরা সিরিয়ার সঙ্গে মিসরও জয় করব!” কাযান যদিও চলে 
গিয়েছিলেন,কিন্তু অপর তাতারী আমীর বূলাঈ দামিশক ও সংলগ্ন এলাকায় 
লুটতরাজের রাজত্ব কায়েম করে রেখেছিল । বহু জনবসতি বিরান হয়ে গিয়েছিল । 
বিপুল সংখ্যক মুসলিম শিশুকে ক্রীতদাসে পরিণত করা হয়েছিল । খোদ দামিশৃক 
থেকে সে বিরাট অংকের অর্থ আদায় করেছিল । ৮ই রজব তারিখে ইবনে 
তায়মিয়া (র.) বূলাঈর সেনানিবাসে গিয়ে তার সঙ্গে সাক্ষাত করেন, বন্দীদের 
মুক্তির ব্যাপারে আলোচনা করেন এবং এক বিরাট সংখ্যককে মুক্ত করাতে সক্ষম 
হন।২ এই সব মুক্ত লোকের ভেতর মুসলমান যেমন ছিল, তেমনি ছিল অমুসলিম 
(যি্মী) সিরীয় নাগরিকও ।৩ 

৩রা রজব তারিখে দামিশকে দুর্গাধ্যক্ষের পক্ষ থেকে প্রদত্ত এক ঘোষণায় 
বলা হয়, মিসরীয় ফৌজ সিরিয়ার দিকে আসছে। পরবর্তী দিনেই বূলাঈ ও তার 
তাতারী সঙ্গী-সাথিগণ দামিশৃক ছেড়ে রওয়ানা হয়। ৭ তারিখ পর্যন্ত দামিশৃক ও 
তার আশেপাশে একজন তাতারী সৈন্যও আর অবশিষ্ট ছিল না। 

১. আল-বিদায়া, ওয়া ন-নিহায়া, ১৪শ খণ্ড, পৃ.৯ : 


২. আল-বিদায়া, পৃ.১০ : 
৩. ইবনে তায়মিয়া, মুহাম্মদ আবু যুহরাকৃত, ৩৯ পৃ: 


www.almodina.com 


৫৮ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 


৯ই রজব তারিখে সংবাদ পাওয়া গেল, সুলতান (মুহাম্মদ ইবনে কালাউন) 
ও মিসরীয় ফৌজ তাতারীদের হাত থেকে সিরিয়া মুক্ত করবার জন্য রওয়ানা হয়ে 
গেছেন। সে সময় দামিশৃকে কোন দায়িত্বশীল শাসক কিংবা ব্যবস্থাপক কেউ 
ছিলেন না। শহরের আশ্রয়-প্রাচীর তাতারীদের হামলার কারণে ভগ্রাদশায় 
পড়েছিল । দুর্গাধ্যক্ষ আরজুওয়াশ ঘোষণা দেন, শহরের অধিবাসীদেরকে আশ্রয় 
প্রাচীর ও বিভিন্ন ফটকের হেফাজত করতে হবে । কেউ যেন নিজের বাড়ী-ঘরে 
শুয়ে বসে না কাটায়। সবাই যেন সশস্ত্র অবস্থায় আশ্রয়-প্রাটীরে উপস্থিত থাকে । 
লোকেরা সকলেই এ নির্দেশ পালন করে । ইবনে কাছীর বলেন, এ দিনগুলোতে 
ইবনে তায়মিয়া (র)-র নিয়মিত রুটিন ছিল, তিনি সারা রাত জেগে শহরের. 
আশ্রয়-প্রাচীর টহল দিয়ে ফিরতেন এবং লোকদেরকে জিহাদ ও রিবাত ফী 
সাবীলিল্লাহ্‌ সম্পর্কিত আয়াত পাঠ করে শুনিয়ে সবর করতে ও সংগ্রামে ঝাপিয়ে 
পড়তে উদ্বুদ্ধ করতেন ।১ 


মদের বিরুদ্ধে জিহাদ 


মিসরীয় ফৌজ, মুসলিম সুলতানের আগমন ও তাতারীদের যাত্রার সংবাদে 
দীনদার ধার্মিক মুসলমানদের উৎসাহ-উদ্দীপনা ও মনোবল বেড়ে যায়। তারা সে 
সব অন্যায় ও গর্হিত কর্ম দূর করতে দৃঢ় সংকল্প গ্রহণ করেন যেগুলো এই 
শিক্ষা-দীক্ষাহীন জাতিগোষ্ঠী এবং সেই গোষ্ঠীর খোদাভীতিবর্জিত শাসকদের যুগে 
জন্মলাভ করেছিল । হাফিজ ইবনে তায়মিয়া (র) ছিলেন এ ক্ষেত্রে অগ্রগামী । 
সিরিয়ায় তাতারী প্রতিনিধি সায়ফুদ্দীন কুবজুক শুড়িখানার পৃষ্ঠপোষক ছিলেন 
এবং তা ছিল তার আমদানীর একটা বিরাট উৎস। তার সংক্ষিপ্ত শাসনামলে 
অনেক নতুন শুঁড়িখানা প্রতিষ্ঠিত হয়েছিল । এখন আর সেগুলোর টিকে থাকবার 
কোন বৈধ কারণ ছিল না। এদিকে দামিশৃকে সে সময় কোন শাসক কিংবা 
দায়িত্বশীল কর্মকর্তা ছিলেন না। সুতরাং ইবনে তায়মিয়া (র) এ দায়িত্ব নিজের 
কাধেই তুলে নিলেন। তিনি তার ছাত্র ও বন্ধু-বান্ধবকে সঙ্গে করে গোটা শহর 
টহল দেন। যেখানেই শুড়িখানা দৃষ্টিগোচর হয়েছে অমনি তার ভাণ্ড ও পানপাত্র 
ভেঙে-চুরে দূরে নিক্ষেপ করেছেন, মদ উপুড় করে ঢেলে ফেলে দিয়েছেন এবং সে 
সব শুড়িখানায় যে সব মাতাল ও দুষ্ট প্রকৃতির লোক বাস করত এবং নানাবিধ 
কুকর্ম ও অসামাজিক ক্রিয়াকাণ্ডে লিপ্ত হ'ত তাদেরকে তিনি শাস্তি দান করেন । এ 
ধরনের ভূমিকা গ্রহণে সাধারণভাবে গোটা শহরেই সন্তোষ প্রকাশ করা হয়।২ 
১. আল-বিদায়া, ১১ পৃ. : 
২. আল-বিদায়া ওয়া'ন-নিহায়া : 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ৫৯ 


বদ “আকীদাগ্রস্ত পাহাড়ী লোকদেরকে শায়েস্তাকরণ ও তাদের মাঝে 
ইসলামের প্রচার 


৬৯৯ হিজরীতে যখন তাতারী বাহিনী দামিশকে প্রবেশ করেছিল এবং তারা 
জনগণের ওপর জুলুম-নিপীড়ন চালিয়েছিল, সে সময় পার্বত্য এলাকার (খ্রিস্টান 
বাহিনী ও ইসমাঈলী শী“ঈ) অধিবাসীরা তাদের সঙ্গে এ ব্যাপারে পূর্ণ সহযোগিতা 
করেছিল । মুসলিম ফৌজ যখন তাতারীদের হাতে পরাজিত হয়ে ফিরে আসছিল 
এবং তাদের এলাকা দিয়ে অতিক্রম করছিল, তখন এসব পাহাড়ী লোকেরা 
তাদের ওপর আক্রমণ করে বসে, তাদের অস্ত্রশস্ত্র ও ঘোড়া ছিনিয়ে নেয় এবং বহু 
মুসলমানকে তারা শহীদ করে দেয়। তারা কখনো কোন বাহিনীর আনুগত্য করে 
নি, না তারা সত্য ধর্ম (দীন-ই-হক)-ই কবূল করেছিল আর না তারা কোন 
ব্যবস্থাপনারই পাবন্দ ছিল (অর্থাৎ এরা কোন রকম প্রশাসনিক আইন-কানৃনেরই 
ধার ধারত না এবং উচ্ছৃঙ্খল ও বন্নাহীন জীবন যাপন করত)।৯ 


সিরিয়ার আকাশ থেকে দুর্যোগের মেঘ কেটে যেতেই ও অভ্যন্তরীণ ক্ষেত্রে 
স্বস্তি লাভের সুযোগ মিলতেই ইবনে তায়মিয়া (র) এই সব হাঙ্গামাবাজ ও 
অশান্তি উৎপাদনকারী লোকদেরকে শায়েস্তা করা এবং তাদের মাঝে ইসলামের 
প্রচার জরুরী মনে করেন। সৌভাগ্যবশত সে সময় সালতানাতের নায়েব 
জামালুদ্দীন আকৃশ আল-আফরাম জরদ ও কিসরাওয়ান নামী পাহাড় অভিমুখে 
অভিযান পরিচালনা করেন । ইবনে তায়মিয়া (র) এ সুযোগকে ফায়দা হাসিলের 
মোক্ষম মুহূর্ত মনে করে স্বেচ্ছাসেবক ও হাওরানের অধিবাসীদের এক বিরাট 
সংখ্যক লোক সঙ্গে করে নায়েবে সালতানাতের সহগামী হন। নায়েবে 
সালতানাতের আগমন বার্তা পেয়েই গোত্রের সর্দার ইবনে তায়মিয়া (র)-র 
খেদমতে হাযির হয় । শায়খ (র) তাকে তওবা করান এবং তাকে ভালভাবে ও 
সর্বোত্তম উপায়ে তাবলীগ করেন। এতে বিরাট উপকার হয়। তারা মুসলিম 
ফৌজের যেসব জিনিপত্র ছিনিয়ে নিয়েছিল সর্দার তা ফিরিয়ে দেবার পূর্ণ 
যিম্মাদারী গ্রহণ করে। বায়তু'ল মালের পক্ষ থেকে তাদেরকে চাদা হিসাবে টাকা 
ধার্য করা হয়। তারা এ চাদা পরিশোধের অঙ্গীকার করে। এই অভিযান ১৩ই 
যি'ল-কা'দা তারিখে সাফল্যের মাঝ দিয়ে প্রত্যাবর্তন করে ।২ 


তাতারীদের পুনরাগমন ও ইবনে তায়মিয়া (র)-র জিহাদ ঘোষণা 


৭০০ হিজরীর প্রারন্তেই তাতারীদের পুনরাগমন সংবাদ দামিশূুকে এসে 
পৌছে। লোকের পায়ের তলা থেকে মাটি সরে যায় এবং এতে মিসর ও অন্যান্য 
নিরাপদ স্থান ও সুরক্ষিত দুর্গাভিমুখে পালাবার হিড়িক পড়ে যায় । লোকে যে যার 
১. আল-বিদায়া ওয়া'ন-নিহায়া' ২. আল-বিদায়া ওয়ান-নিহায়া: 


www.almodina.com 


৬০ শায়খুল ইসলাম হাফিজ ইবৃন তায়মিয়া (র.) 

আসবাব-পত্র, পোশাকাদি, খাদ্যশস্যসহ সামান্যতম জিনিসটুকু পর্যন্ত বিক্রি করে 
সফরের রসদ সংগ্রহ করতে থাকে । সওয়ারীর ভাড়া মাত্রাতিরিক্তভাবে বেড়ে যায় 
এবং পশুর দাম কোথা থেকে কোথায় গিয়ে পৌছে । এসব দেখে ইবনে তায়মিয়া 
(র) দামিশৃকের জামি‘ মসজিদে ওয়াজ-নসীহত ও দর্স প্রদানের সিলসিলা 
অত্যন্ত জোরেশোরে শুরু করেন। লোকদেরকে জিহাদে উজ্জীবিত ও উদ্বুদ্ধ করে 
তোলেন । পলায়ন রুখবার জন্য তিনি তাদের সুপ্ত আত্মমর্যাদাবোধ জাগিয়ে 
তোলেন এবং এরূপ ভীরুতা প্রদর্শনের জন্য তাদেরকে নিন্দা ও ভর্সনা করেন। 
তিনি লোকদেরকে মুসলমানদের জন্য এবং মুসলিম দেশগুলোর হেফাজত ও 
প্রতিরক্ষার ক্ষেত্রে মুক্ত হস্তে ব্যয় করতে উৎসাহিত ও অনুপ্রাণিত করেন এবং 
বলেন £ মানুষ পালাবার পেছনে যে পরিমাণ অর্থ ব্যয় করছে, এখানে থেকেই 
তা মুসলমানদের হেফাজত ও জিহাদ ফী সাবীলিল্লাহ্‌র জন্য ব্যয় করুক । তিনি 
বলতেন, এবার তাতারীদেরকে খোলা ময়দানে মুকাবিলা করতে হবে । তাদের 
সঙ্গে জিহাদ এবার ফরয । তার এই উপর্যুপরি বক্তৃতায় মানুষ আবার আশায় বুক 
বাধে । এদিকে শহরে সরকারীভাবে ঘোষণা দেওয়া হয়, আর একটি লোকও 
সরকারী পরওয়ানা ও অনুমতি ব্যতিরেকে শহর পরিত্যাগ করতে পারবে না। 
এতে বেশ সুফল দেখা দেয়। পালাবার সিলসিলা বন্ধ হয়। এদিকে মিসর 
সুলতানের রওয়ানা হবারও সংবাদ এসে যায় । ফলে লোকেরা স্বস্তি ফিরে পায়। 


মিসর সফর 


রবী'উছ-ছানী মাসে পুনরায় তাতারীদের আগমন সংবাদে আবহাওয়া উত্তপ্ত 
হয়ে ওঠে । সংবাদ পাওয়া গেল, তারা বেরাহ নামক স্থান পর্যন্ত পৌছে গেছে। 
শহরে সাধারণভাবে জিহাদের ঘোষণা প্রদান করা হয় । তাতারীদের অগ্রসর হবার 
সংবাদ উপর্যুপরি এসে পৌছুচ্ছিল। লোকদেরকে সান্ত্বনা প্রদান করা হয় এবং 
তাদেরকে বলা হয় যেন তারা যে যার কাজে নিয়োজিত থাকে । সুলতান মিসর 
থেকে রওয়ানা হয়ে গেছেন। ইতোমধ্যে আকস্মিকভাবে সংবাদ এসে পৌছে, 
সুলতান সিদ্ধান্ত পাল্টিয়েছেন। একথা শুনে তাদের আশার সৌরকরোজ্জবুল গণ্ড 
পুনরায় হতাশার কালো মেঘে ছেয়ে গেল এবং লোকজন যে যার 
পরিবার-পরিজনকে মিসরসহ অন্যান্য নিরাপদ স্থানে পাঠিয়ে দিতে লাগল । এই 
অবস্থা দেখে ইবনে তায়মিয়া (র) সিরিয়ার ভাইসরয়-এর সঙ্গে সাক্ষাতের 
উদ্দেশে (যিনি দামিশৃুকের বাইরে তাতারীদের প্রতিরোধ করবার জন্য ছাউনি 
ফেলে অপেক্ষা করছিলেন) গমন করেন । তিনি তাকে আশ্বস্ত করেন এবং বলেন, 
আমরা মজলুম, তদুপরি অত্যাচারিত ও নিপীড়িত । অন্যায় ও জুলুমের বিরুদ্ধে 
আমাদের জয় অবশান্তাবী । আল্লাহ পাক বলেন ৪ 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ৬১ 

4111 ৩1 411 ১১৯১ 485 1টি কট শী ৯6৮০ এ লী 0 ও 
_ ১৯৪৫ 9৬৯] 

কোন ব্যক্তি নিপীড়িত হয়ে তুল্য প্রতিশোধ গ্রহণ করলে ও পুনরায় সে 
অত্যাচারিত হলে আল্লাহ অবশ্যই তাকে সাহায্য করবেন; আল্লাহ নিশ্চয়ই 
পাপ মোচনকারী, ক্ষমাশীল । [সূরা হাজ্জ £ঃ ৬০ আয়াত, ২২ 


সিরিয়ার নায়েব ও আমীর-উমারা ইমাম ইবনে তায়মিয়া (র)-র নিকট 
আবেদন জানান যেন তিনি স্বয়ং মিসর গিয়ে সুলতানকে সিরিয়ার হেফাজত এবং 
তাতারীদের বিরুদ্ধে মুকাবিলায় অবতীর্ণ হতে উদ্বুদ্ধ করেন। অনন্তর তিনি 
যানবাহন যোগে মিসর রওয়ানা হন। তার পৌছুতে পৌছুতে সুলতান কায়রোয় 
প্রবেশ করেছিলেন। ইবনে তায়মিয়া (র) সুলতানের সুপ্ত মর্ধাদাবোধ জাগিয়ে 
তুলবার প্রয়াস পান এবং বলেন ঃ যদি সিরিয়া আপনার সাম্রাজ্যের অন্তর্গত না 
হত এবং মিসর ও সিরিয়ার সুলতান হিসাবে সরাসরি আপনি যদি যিম্মাদার নাও 
হতেন, এতদ্সত্বেও যদি সিরিয়ার সাধারণ গণমানুষ আপনার সাহাযাপ্রার্থী হত, 
তথাপি তাদের সাহায্য করা আপনার অপরিহার্য দায়িত্বের অন্তর্গত ছিল । আর 
সিরিয়ার হেফাজতের ব্যাপারে যদি আপনার কোন মাথা ব্যথা কিংবা 
চিন্তা-ভাবনা না থাকে তাহলে আমাদেরকে পরিষ্কার বলে দিন, আমাদের ব্যবস্থা 
আমরা নিজেরাই করে নিই এবং কাউকে সেখানকার শাসক হিসাবে নির্বাচিত 
করি যিনি বিপদমুহূর্তে তার খেদমত ও হেফাজত করবেন এবং ভারসাম্যময় 
অবস্থায় তার থেকে ফায়দা গ্রহণ করবেন । ইবনে তায়মিয়া (র) সুলতানকে 
নিশ্চয়তা দেন এবার জয় মুসলমানদেরই হবে । তিনি আট দিন যাবত মিসর দুর্গে 
অবস্থান করেন এবং সুলতানকে জিহাদ ও তাতারীদের মুকাবিলায় অনুপ্রাণিত 
করতে থাকেন । 

ইবনে তায়মিয়া (র)-র ঈমান ও য়াকীন উদ্দীপক আলোচনা ও একান্তিক 
নিষ্টাপূর্ণ প্রয়াসের ফল হল । সুলতান দ্বিতীয়বার সিরিয়া আগমনে উৎসাহিত হন 
এবং মিসরীয় ফৌজ জিহাদের উদ্দেশে রওয়ানা হয়ে যায়। এসব শ্রবণে 
দামিশকবাসিগণ তখনও পুরোপুরিভাবে খুশী হতে পারেনি, এমনি মুহূর্তে 
তাতারীদের কাছাকাছি আসবার ও সুলতানের ফিরে যাবার সংবাদ এসে পৌছে। 
সবচে' দুর্ভাগ্যজনক ব্যাপার ছিল, শহরের শাসনকর্তা ইবনু'ন-নুহাস প্রকাশ্যে 
ঘোষণা জারী করেন যে, সফর করবার মত যার শক্তি রয়েছে সে যেন অবশ্যই 
দামিশক ছেড়ে চলে যায় । এ ঘোষণায় শহরের সর্বত্র হুলস্থূল পড়ে যায়। 
হাট-বাজার বন্ধ হয়ে যায় । লোকজন বন-জঙ্গল ও মাঠ-ময়দান পানে পালাতে 


www.almodina.com 


৬২ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 


থাকে । সবার মুখেই এক কথাঃ শত্রুর খোরাকে পরিণত হওয়াই 
দামিশ্কবাসীদের ভাগ্যের লিখন রয়েছে। বড় বড় 'উলামায়ে কিরাম ও 
দামিশকের নেতৃস্থানীয় ও অভিজাত ব্যক্তিবর্গ শহর ছেড়ে অজানার পথে পাড়ি 
জমায়। তাদের অনুসারী ও সম্পর্কিত লোকেরা পূর্বেই চলে গিয়েছিল। 
নেতৃস্থানীয় ও অভিজাত লোকদের হাতে গোণা কয়েকজন লোকই মাত্র দামিশকে 
থেকে গিয়েছিল। শহরের ঘোষণা দেওয়া হয়, যারা জিহাদে যোগ দিতে আগ্রহী 
এসে পড়েছে । “উলামায়ে কিরামের মধ্যে যারা তখনও দামিশকে ছিলেন (যাদের 
ভেতর ইমামের কনিষ্ঠ ভ্রাতা শরফুদ্দীন ইবনে তায়মিয়াও ছিলেন) তারা 
নায়েব-ই-সালাতানাতকে সাহস যোগাতে থাকেন এবং আমীরে আরব 
'মুহান্না কেও জিহাদে অনুপ্রাণিত করে তোলেন । ইতিমধ্যে ইবনে তায়মিয়া (র) 
মিসর থেকে প্রত্যাবর্তন করেন । তিনি সুলতানের আগমন বার্তা ও সালতানাতের 
আমীর -উমারার জিহাদের ব্যাপারে দৃঢ় সংকল্পের সুসংবাদ ব্যক্ত করেন। এদিকে 
এই খবর পাওয়া গেল, তাতার সুলতান ফিরে যাবার ইচ্ছা পোষণ করেছেন এবং 
ফোরাত নদী পার হয়ে ইরাক পৌছে গেছেন। JL ০১০ ৯1) 4411 ১৬৫ 9 
“আর মুমিনদের সংগ্রামে আল্লাহই যে? ।”১ 


তাতারীদের সঙ্গে চূড়ান্ত যুদ্ধ ও ইবনে তায়মিয়া (র)-র কৃতিত্বপূর্ণ অবদান 


৭০২ হিজরার রজব মাসে নির্ভরযোগ্য সুত্রে জানা গেল যে, তাতারীরা 
এবার সিরিয়া অভিমুখে অগ্রসর হতে ইচ্ছুক। এ সংবাদ জনসাধারণের মাঝে 
আবার চিত্ত চাঞ্চল্যের সৃষ্টি করে। সালাতে কুনুতে নাযিলার২ বাবস্থা ও বুখারা 
শরীফ খতম করা হয়। লোকে অভ্যাস মাফিক মিসর ও অন্যান্য নিরাপদ ও 
সুরক্ষিত স্থান অভিমুখে ধাবিত হয়। মিসর সুলতান ও মিসরীয় সেনাবাহিনীর 
আগমন যতই বিলম্বিত হচ্ছিল লোকের ভেতর অস্থিরতাও ততঃ বৃদ্ধি পাচ্ছিল । 
শেষ পর্যন্ত ১৮ই শাবান তারিখে মিসরীয় ফৌজের একটা বড় অংশ খ্যাতনামা 
তুকী আমীরদের নেতৃত্বাধীনে এসে পৌছে। অতঃপর দ্বিতীয় দলটিও এসে 
পৌছে। লোকের মনে নিরাপত্তার ভাব ফিরে আসে, ফিরে আসে স্বস্তি । কিন্তু 
এতে আরেকটি ব্যাপার ঘটে । অপরাপর স্থানের আশ্রয় গ্রহণকারা লোকদের 
আগমনের ধারা শুরু হয়ে যায় এবং উত্তরাঞ্চলীয় শহরগুলো থেকে ব্যাপক হারে 


লোকজন নিজ নিজ শহর ছেড়ে দামিশকে আসতে থাকে | বিভিন্ন রণমের গুজবও 
১. আল-বিদায়া ওয়া'ন-নিহায়া, ১৪শ খণ্ড. ১৬ পূ.: 
৯. এতদসম্পর্কিত ব্যাখ। পুস্তকের শেষোংশে "পরিশিষ্টে সংযোগঠিত হয়েছে সেখানে দেখা 


মেতে পারে । অনুবাদক । 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ৬৩ 


ছড়াতে থাকে । সিরিয়ার আমীরগণ একত্র হয়ে শত্রুর মুকাবিলায় অঙ্গীকারাবদ্ধ 
হন, কসম খান এবং শহরে ঘোষণা প্রদান করা হয় যেন কেউ শহর পরিত্যাগ না 
করে। ইবনে তায়মিয়া (র) শহর থেকে বাইরে গিয়ে সেনাবাহিনীকে বিষয়টি 
অবহিত করেন এব তাদের থেকেও অনুরূপ কসম গ্রহণ করেন। তিনি 
আমীর-উমারা ও জনগণকে কসম খেয়ে খেয়ে বলতেন $ এবার তোমরা অবশ্যই 
জয়লাভ করবে । এ ব্যাপারে তিনি এতটা নিশ্চিত ছিলেন যে, যদি কেউ বলত, 
আপনি ইনশাআল্লাহ্‌ বলুন, তখন তিনি বলতেন, 5 ৪ ৯০ 4111 ০ 821 
(৯2১ আমরা মজলুম, আর মজলুম অবধারিতভাবেই সাহায্যপ্রাপ্ত হয়ে 
থাকে । | «১১| <০ ৮৯১ "অতঃপর যাদেরকে নিপীড়ন করা হয় 
তাদেরকে আল্লাহ অবধারিতভাবে সাহায্য করবেন।” অতএব আল্লাহ্র এই 
ওয়াদা মুতাবিক বিজয় আমাদের নিশ্চিত, এতে সন্দেহের অবকাশ নেই 
বিন্দুমাত্র ৷" 

এ সময় একটি প্রশ্ন ওঠানো হয়, আর যাই হোক, তাতারীরা মুসলমান । 
অতএব, তাদের সঙ্গে যুদ্ধ করাটা ধর্মীয় বিধান মতে কতটা সঙ্গত? তারা তো 
কাফিরও নয়, আবার বিদ্রোহীও বলা যায় না তাদেরকে । বিদ্রোহী নয় এজন্য যে, 
তারা কখনো কোন মুসলিম শাসকের (আমীরের) আনুগত্যাধীনে আসেনি বিধায় 
তাদেরকে বিদ্রোহের দায়ে অভিযুক্ত করা চলে না। আর সে প্রশ্নও তাই অবান্তর ৷ 
অতএব, তাদের সঙ্গে যুদ্ধ করা হবে কিসের ভিত্তিতে? "উলামায়ে কিরাম এ 
ব্যাপারে দ্বিধা ও দ্বন্দের শিকার হন। ইবনে তায়মিয়া (র) এ দ্বন্দের নিরসন 
ঘটিয়ে বলেন, তারা খারিজীদের ন্যায় বিবেচিত হবে এবং তাদের ক্ষেত্রে প্রযোজ্য 
হুকুম এদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে । খারিজীরা সায়্যিদুনা 'আলী (রা) ও হযরত 
মু'আবিয়া (রা) উভয়ের বিরুদ্ধেই বিদ্রোহ করেছিল । তারা নিজেদেরকে 
খিলাফতের অধিক হকদার বলে মনে করত । তাতারীরাও ঠিক তাদের মতই 
অপরাপর মুসলমানদের তুলনায় নিজেদেরকে হুকুমতের অধিক হকদার মনে করে 
এবং বলে. আমরা তাদের মুকাবিলায় বেশী হক ইনসাফ কায়েম করতে পারি । 
তারা মুসলমানদের ওপর জুলুমের মিথ্যা অপবাদ দেয়, অথচ তাদের তুলনায় 
নিজেরা আরও বেশী মাত্রায় গর্হিত কর্ম ও অশোভন আচরণে লিপ্ত। তার এই 
বিশ্লেষণের দ্বারা “উলামায়ে কিরাম তৃপ্ত ও নিশ্চিত হন এবং বিষয়টি তাদের 
উপলব্ধিতে ধরা দেয় । এক্ষেত্রে তিনি এতট। আত্মবিশ্বাসী ও নিশ্চিত ছিলেন যে, 
তিনি বলতেন ৪ যদি তোমরা আমাকেও তাতারীদের কাতারে কুরআন শরীফ 
মাথায় দাড়ানো দেখতে পাও সেমত অবস্থায় আমাকেও তোমরা হত্যা করবে। 
এতে লোকের সকল দ্বিধা-দন্দু দূরীভূত হয় এবং তাদের মনোবল বেড়ে যায় । 


১. আল-বিদায়া ওয়া'ন-শিহায়া 


www.almodina.com 


৬৪ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 

দামিশকে তখন এক শ্বাসরুদ্ধকর অবস্থা বিরাজ করছিল । সুলতানের কোন 
আগমন সংবাদ পাওয়া যাচ্ছিল না। সিরীয় ও মিসরীয় ফৌজের যুদ্ধ করবার 
কোন নিশ্চয়তাও ছিল না। ওদিকে প্রতি মুহূর্তে তাতারীদের আগমন সংবাদ এসে 
পৌছুচ্ছিল। বিভিন্ন শহর থেকে দলে দলে লোকজন পালিয়ে এসে দামিশকে 
আশ্রয় নিচ্ছিল। গোটা শহরই আশ্রয় গ্রহণকারী লোকজনে ভরে ছিল । ইমাম 
ইবনে তায়মিয়া (র.)-র পক্ষে সেনানিবাসে যাবার জন্য বেরিয়ে লোকের ভিড়ে 
পথ পাওয়াই দুষ্কর হচ্ছিল। যারা তার দৃঢ় সংকল্প ও অটুট মনোবলের বিষয়ে 
অবহিত ছিল না, তারা তাকে এই বলে ভর্সনা করছিল, আপনি তো আমাদেরকে 
পালাতে বাধা দিচ্ছেন আর এখন দেখছি আপনি নিজেই পালাবার পথ খুঁজছেন? 
ইমাম (র) তাদের কথার কোন জবাব না দিয়েই নীরবে পাশ কাটিয়ে চলে যান। 
শহরে কোন প্রশাসক ছিলেন না। গুপ্তা ও বদমাইশেরা ত্রাসের রাজত্ব কায়েম 
করে রেখেছিল । লোকে উঁচু জায়গা ও মীনারে আরোহণ করে মুসলিম বাহিনী 
খুজে ফিরত এবং নানাবিধ জল্পনা-কল্পনার আশ্রয় নিত ৷ প্রত্যেকেই যার যার 
কিসমতের ফয়সালার অপেক্ষায় ছিল, অপেক্ষায় ছিল যুদ্ধ হবে কিনা? যদি যুদ্ধ 
হয়ই তাহলে কে জয়ী হবেঃ আল্লাহ না করুন, যদি মুসলিম বাহিনী পরাজিত হয় 
তাহলে মুসলমানদের আর কোথাও দীড়াবার জায়গা থাকবে না, তাদের 
'ইযযত-আবরূ ও জান-মালের কোন নিরাপত্তাই থাকবে না। 


মোটকথা এ ছিল যেন নিম্নোক্ত আয়াতেরই প্রতিচ্ছবি 8 

৭1 ০৬১৮০১১৮১৪৯) ৮1811 ০৮০৩ ১৮০৯৪। 52515 43 
-1১৬৩ ১1১19 15191)5 ০৬৮০৯) ৮৫০21 ২1৮১৯ ০ ৮০৩১৮ 
যখন তোমাদের চোখ বিস্ফারিত হয়েছিল, তোমাদের প্রাণ হয়ে পড়েছিল 
কগ্ঠাগত এবং তোমরা আল্লাহ সম্বন্ধে নানাবিধ ধারণা পোষণ করছিলে । 


তখন মুমিনগণ পরীক্ষিত হয়েছিল এবং তারা ভীষণভাবে প্রকম্পিত 
হয়েছিল। [সূরা আহযাব ৪ ১০-১১ আয়াত] 


ইবনে তায়মিয়া (র) সিরীয় বাহিনীতে গিয়ে উপস্থিত হলে বাহিনীর 
আমীর-উমারা তার নিকট এই অভিপ্রায় ব্যক্ত করেন, তিনি যেন সম্মুখে অগ্রসর 
হয়ে সুলতানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সত্বর আগমনের জন্য তার দরবারে 
দরখাস্ত পেশ করেন। ইবনে তায়মিয়া (র) সুলতানের সঙ্গে মুলাকাত করেন। 
ইবনে তায়মিয়া (র)-র সঙ্গে কত আলোচনায় ও কথাবার্তায় সুলতানের সংকল্প 
ও মনোবল আরও অটুট ও দৃঢ় হয়। তিনি ইবনে তায়মিয়া (র)-র সঙ্গে সেনা 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ৬৫ 


ছাউনিতে আসেন । সুলতান তার নিকট এই আগ্রহ ব্যক্ত করেন, যুদ্ধকালে তিনি 
যেন সুলতানের সঙ্গে থাকেন। ইবনে তায়মিয়া (র) বলেন, প্রত্যেকে তার 
কওমের পতাকাতলে যুদ্ধ করবে আর এটাই সুন্নত । আমি সিরীয় বাহিনীর সঙ্গে 
সম্পর্কিত। সেজন্য আমি সেই পতাকাতলেই যুদ্ধ করব। তিনি সুলতানকে 
পুনরপি জিহাদের তালকীন করেন এবং বলেন, আমি এক আল্লাহ্র কসম খেয়ে 
বলছি, জয় আমাদেরই হবে । এবারও আমীরগণ তাকে স্মরণ করিয়ে দিলেন, 
ইনশাল্লাহ বলা সমীচীন । তিনি বললেন £ 112 3 55 UL 

২৯শে শা'বান জুমু'আর রাতে রমযানের চাদ দেখা গেল। দামিশৃকবাসী 
তারাবীহ্‌র প্রস্তুতি গ্রহণ করে। একদিকে ছিল রমযানের আনন্দ, আর অপরদিকে 
ছিল শতুর ভয় ও ভবিষ্যতের আশংকা । জুমু'আর দিন খুব কঠিন অবস্থার মাঝ 
দিয়ে অতিক্রান্ত হয়। শনিবার দিন লোকে মীনারে আরোহণ করে দেখতে পেল 
সেনা ছাউনির দিকে ধুলি-বালি উড়ছে এবং অন্ধকার ছেয়ে আছে। তারা বুঝতে 
পারল, আজই মুকাবিলা হবে । সাধারণের মাঝে ব্যাপকভাবে দু'আ-মুনাজাত শুরু 
হয়। শিশু ও মহিলারা নিজ নিজ দালান-কোঠায় খালি মাথায় দীড়িয়েছিল। 
শহরে ছিল দারুণ উত্তেজনা । ২রা রমযান শনিবার জোহর বাদ সুলতানের 
ফরমান জামি‘ মসজিদে পাঠ করে শোনান হয় । এতে বলা হয়, শনিবার দিন 
দ্বিপ্রহর হতে সিরীয় ও মিসরীয় ফৌজ সুলতানের সঙ্গে কাতারবদ্ধ হবে। 
মুসলমানরা যেন আল্লাহ্র দরবারে তার সাহায্য ও বিজয়ের জন্য দু'আ করে এবং 
দুর্গ ও শহরের আশ্রয়-প্রাচীরের হেফাজতে সুদৃঢ় অবস্থান গ্রহণ করে। 

ইরা রমযান ছাকহাব প্রান্তরে একদিকে সিরীয় বাহিনী ও মিসরীয় ফৌজ, 
অপর দিকে তাতারী বাহিনী কাতারবদ্ধ হয় । ইবনে তায়মিয়া (র) ফতওয়া প্রদান 
করেন, মুজাহিদ বাহিনী যেন সিয়াম ভঙ্গ করে, যাতে করে যুদ্ধের জন্য 
প্রয়োজনীয় শক্তি সৃষ্টি হয়। তিনি এক একটি পতাকা ও এক একটি কোম্পানীর 
নিকট নিজেই যেতেন। এ সময় তার হাতে খাবার বস্তু থাকত আর তিনি 
তাদেরকে দেখিয়ে দেখিয়ে ইফতার করতেন এবং হাদীস শোনাতেন, ॥ < 
১1 ৬৯৪। shill 145 ১1।৯৩১৮ - নবী করীম সাল্লাল্লাহু “আলায়হি 
ওয়াসাল্লাম বলেনঃ আগামী কাল দুশমনের সঙ্গে তোমাদের মুকাবিলা হবে। 
সিয়াম ভঙ্গের দ্বারা তোমরা অধিকতর শক্তিশালী হবে। 

যুদ্ধ শুরু হ'ল। সুলতান স্বয়ং এ যুদ্ধে তার সেনাবাহিনীর মাঝে উপস্থিত 
ছিলেন। আব্বাসী খলীফা আবু'র -রবী' সুলায়মান সুলতানের পাশেই ছিলেন । 
শেষ পর্যন্ত উভয় বাহিনীই একে অপরের ভেতর ঢুকে পড়ে এবং যুদ্ধের ময়দান 
উত্তপ্ত হয়ে ওঠে ৷ সুলতান অত্যন্ত দৃঢ়তা প্রদর্শন করেন । তিনি তার ঘোড়ার পায়ে 
শেকল পরিয়ে দিয়েছিলেন যাতে পালাতে না পারে । তিনি এবার আল্লাহ্‌র সঙ্গে 
সাধক (২য়)-৫ 


www.almodina.com 


৬৬ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 

অঙ্গীকার করেন । ভীষণ যুদ্ধ চলে৷ বড় বড় তুকী আমীর এ যুদ্ধে মারা যান। 
অবশেষে মুসলমানরা বিজয় লাভে ধন্য হয় এবং তাতারীদের পদশ্থলন ঘটে । 
রাতের বেলা তাতারীরা প্রাণ রক্ষার্থে টিলা, পাহাড় ও টিকরীর ওপর গিয়ে আশ্রয় 
নেয়। মুসলমানগণ সারা রাত জেগে পাহারা দেয় এবং তাদের পালাবার পথে 
বাধা সৃষ্টি করে। তাদেরকে তীরের মুখে রেখে দেয়। বিপুল সংখ্যক তাতারী 
নিহত হয়। সকালে মুসলমানেরা তাদেরকে রশিতে বেঁধে বেঁধে নিয়ে আসছিল 
এবং তাদের গর্দান উড়িয়ে দিচ্ছিল। পলাতকদের একটি বিরাট সংখ্যক ঘাটিও 
বিপজ্জনক স্থানে পড়ে এবং অনেকেই ফোরাত নদীতে নিমজ্জিত হয়ে প্রাণ 
হারায়। 


৪ঠা রমযান সোমবার ইবনে তায়মিয়া (র) দামিশৃকে প্রবেশ করেন। 
লোকেরা তাকে মহা আড়ম্বরে অভ্যর্থনা জানায়, মুবারকবাদ দেয় এবং তার জন্য 
দু'আ করে। 

৫ই রমযান মঙ্গলবার (৭০২ হি.) সুলতান তার সাম্রাজ্যের অমাত্যবর্গ, 
খলীফা এবং শাহী ফৌজের সঙ্গে বিজয়ী বেশে দামিশৃকে প্রবেশ করেন। 
বিদ'আত প্রত্যাখ্যান ও গর্হিত কর্মের অবসান 

তাতারীদের হাঙ্গামা থেকে নিষ্কৃতি মিলতেই ইবনে তায়মিয়া (র) নিয়ম 
মাফিক পূর্বের মতই জোরেশোরে পঠন-পাঠন, সুন্নাহ্‌র প্রচার-প্রসার এবং 
বিদ'আত প্রত্যাখ্যানের মিশন শুরু করেন । তিনি শির্ক ও জাহিলিয়াতের বিরুদ্ধে 
জিহাদে মশগুল হয়ে পড়েন যা ছিল তীর প্রিয় পেশা এবং তার জীবনের পরম 
লক্ষ্য । এ যুগেই ইয়াহুদী ও খ্রিস্টানদের সঙ্গে মেলামেশা এবং অজ্ঞ ও জাহিল 
নেতাদের শিক্ষার ফলে মুসলমানদের মধ্যে এমন বহু আচার-আচরণ এসে 
গিয়েছিল যেগুলো ছিল জাহিলিয়াতের স্মারক চিহ্ন এবং মুশরিক ও মূর্তিপূজারী 
জাতিগোষ্ঠীর রীতি ৷ দামিশৃকের পাশে কলৃত নদীর কিনারে একটি পাথর ছিল। 
পাথরটি সম্পর্কে জনমনে নানা ধরনের কাহিনী বিস্তার লাভ করেছিল । এটি মূর্খ 
ও কল্পনাপূজারী মুসলমানদের জন্য একটি ফিত্নায় পরিণত হয়েছিল। 
মুসলমানেরা সেখানে যেত এবং মানত করত । ইবনে তায়মিয়া (র.) ৭০৪ 
হিজরীর রজব মাসে নিজেই শ্রমিক ও পাথর মিস্ত্রী সহকারে সেখানে যান এবং 
সেটি কেটে টুকরো করে শির্কের এই দরজাটি চিরতরে বন্ধ করে দেন। আর 
এভাবেই একটি বিরাট ফিত্না খতম হয় ।১ 


১. আল-বাদয়া ওয়ান-নিহায়া, ১৪শ খণ্ড, ৩৪ পৃ. ৷ 


www.almodina.com 


সংগ্বামী সাধকদের ইতিহাস ৬৭ 


তিনি ইসলামী শারী“আত ও সুন্নাহর বিরুদ্ধে যে কাজই সংঘটিত হতে 
দেখতেন সাধ্যমত তা স্বহস্তেই বদলে দিতে ও বাধা দিতে চেষ্টা করতেন । কেননা 
এটি ছিল ঈমানের সর্বোচ্চ স্তর এবং ধর্মীয় মর্ধাদাবোধের প্রাথমিক দাবী । 
৮-৮-৮১ ৯ ১১৪১ lil) ৩৯ 
- ১৮৪১ । asl ৮১৩ 42৮8০ ৮৮৬৬০ 71 0৮৬ 4১৮ ও 
তোমাদের ভেতর কেউ যদি শরীয়তবিরোধী (মুনকার=গর্হিত) কাজ 
সংঘটিত হতে দেখতে পাও তবে সে তার হাত দিয়ে তা বদলে দেবে, যদি 
সে সামর্থ্য না থাকে তবে মুখ দিয়ে তার বিরোধিতা করবে; আর তার সে 
সামর্থ্যও যদি না থাকে তবে অন্তর দিয়ে তা করবে; আর এটিই হচ্ছে 
দুর্বলতম ঈমান। [আল-হাদীস] 
সালতানাতের তথা রাষ্ট্রীয় কর্মে অতিরিক্ত ব্যস্ততার জন্য শাসন ক্ষমতায় 
সমাসীন ব্যক্তিবর্গের ফুরসত ছিল. না। “উলামায়ে কিরাম কতক মুহুর্তে অনেক 
জিনিসকেই গুরুত্ব দিতেন না এবং কতক সময় অস্বীকৃতি জ্ঞাপন করতে ও 
বিরোধিতায় অবতীর্ণ হতে ইতস্তত করতেন। আর এজন্যই অধিকাংশ সময় 
ইবনে তায়মিয়া (র)- কেই এ দায়িত্ব আন্জাম দিতে হত । আর এ দায়িত্ব 
সম্পাদনে তার সহযোগী ও সহকর্মী ছিল তারই ছাত্র ও প্রিয় ভক্ত-অনুরক্তদের 
একটি দল। এজন্য তিনি সম্মানসূচক «||| {= শর“ঈ, নৈতিক ও চারিত্রিক 
বিষয়ে তদারকীর জন্য এক ধরনের পুলিশ বিভাগ কায়েম করে রেখেছিলেন । 
ফলে বিদ'আতী ও সুন্নাহর বিরোধিতা, প্রশাসনিক দায়িত্বে নিয়োজিত লোকদের 
দৃষ্টি এড়াতে এবং “উলামায়ে কিরামের ক্রোধ ও অসন্তোষ থেকে বাচতে যদি 
সক্ষমও হত, তবুও তারা এই শর“ঈ পুলিশের দৃষ্টি থেকে বেঁচে যেতে পারত না। 
৭০৪ হিজরীর রজব মাসেরই ঘটনা । জনৈক বৃদ্ধ লোককে, যে নিজেকে 
আল-মুজাহিদ ইবরাহীম ইবনু'ল-কাত্তান বলে পরিচয় দিত, তার নিকট নিয়ে 
আসা হয়। সে বিরাট লম্বা-চওড়া একটি গুডরী পরিহিত ছিল । তার মাথার চুল 
ও হাত-পায়ের নখ ছিল বড় বড়। গোফ এতটা বেড়েছিল যে, তা মুখের ওপর 
এসে পড়ছিল । সে খুব গালিগালাজ করত এবং খুব বেশী অশ্লীল কথা বলত । 
এছাড়া নেশাকর বস্তুও সে ব্যবহার করত । ইবনে তায়মিয়া (র) তার গুডরী 
টুকরো টুকরো করে দেবার হুকুম দেন। হুকুম মিলতেই লোকে তার ওপর 
ঝাপিয়ে পড়ে এবং তার গুডরী ছিন্নভিন্ন হয়ে যায় । লোকে তার মাথার চুল কেটে 
দেয় এবং গোফ ছেঁটে দেয়। তার নখ কাটা হয়। অশ্লীল কথাবার্তা বলা ও 
নেশাকর বস্তু থেকে তাকে তওবা করান হয় ।১ 


১. আল-বিদায়া ওয়া ন-নিহায়া, ৩৩ পৃ; 


www.almodina.com 


৬৮ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 


তেমনি একজন বষীয়ান বিখ্যাত লোক ছিল মুহাম্মদ আল-খাব্বায 
আল-বিলাসী । সে হারাম বস্তু ব্যবহার করত। ইয়াহুদী ও খ্রিস্টানদের সঙ্গেই ছিল 
তার ওঠাবসা। সে স্বপ্রফল ব্যাখ্যা করত এরং এমন সব মসলার ব্যাপারে 
অনধিকার চর্চা করত, যে বিষয়ে তার কোন জ্ঞান ছিল না। ইবনে তায়মিয়া (র.) 
তাকে ডেকে পাঠান এবং তাকেও তার যাবতীয় অপকর্ম থেকে তওবা করান। 
এতিহাসিক ইবনে কাছীর বলেন যে, এসব ঘটনাও এক শ্রেণীর মানুষের 
অসন্তোষ সৃষ্টির কারণ হয়েছিল । 


ধর্মদ্রোহী (মুলহিদ) ও ফিতনাবাজ লোকদের বিরুদ্ধে জিহাদ 


অভ্যন্তরীণ সংস্কার ও সংশোধন ছাড়াও ইবনে তায়মিয়া (র) সে সমস্ত 
ফিতনাবাজ লোকের ব্যাপারেও উদাসীন ছিলেন না, যারা এ ধরনের প্রতিটি 
সংকট মুহূর্তে মুসলমানদেরকে বিপদে ফেলতে এবং ইসলামের শত্রুদের সঙ্গে 
ষড়যন্ত্র লিপ্ত হতে এতটুকু কার্পণ্য করেনি । ৬৯৯ হিজরীতে যদিও তিনি 
নায়েবু'স-সালতানাত (সাত্রাজ্যর রিজেন্ট বা ভাইসরয়) আল-আফরামের সঙ্গে 
জর্দ ও কিসরাওয়ান গিয়ে সেখানকার অধার্মিক ও দুষ্ট প্রকৃতির গোত্রগুলোকে 
উপযুক্ত শিক্ষা দান ও কঠোরভাবে সতর্ক করেছিলেন এবং তাদের অনেকেই 
পূর্বকৃত অপকর্ম থেকে তওবা ও ভবিষ্যতে অনুরূপ অপকর্ম থেকে বিরত হবার 
এবং সাম্রাজ্যের আইন-কানুন ও মুসলিম শাসকদের প্রতি অনুগত থাকার ওয়াদা 
করেছিল; কিন্তু বিগত দিনের অভিজ্ঞতা থেকে জানা যায় যে, তারা তাদের 
দুষ্টামী থেকে বিরত হয়নি এবং তাদের অধিকতর হুশিয়ারী প্রদান ও শায়েস্তা করা 
দরকার এবং যে কোন বিপজ্জনক মুহুর্তে তাদের দ্বারা ক্ষতিগ্রস্ত হবার সমূহ 
আশংকা বিদ্যমান । অনন্তর যিল-হজ্জ মাসের প্রথম ভাগে ইমাম ইবনে তায়মিয়া 
(রা) তদীয় শিষ্য-শাগরিদ ও বন্ধু-বান্ধবের একট বিরাট দল নিয়ে দ্বিতীয়বারের 
মত জর্দ ও কিসরাওয়ান অভিমুখে গমন করেন এবং তাদেরকে তাবলীগ করেন। 
তাদের একটি বড় অংশই তওবা করে এবং ইসলামের হুকুম-আহকামের প্রতি 
আনুগত্য অবলম্বন করে। 

জর্দ এলাকার রাফেযী (বাতিনী, ইসমাঈলী, হাকিমী ও নুসায়রী) গোত্রগুলো 
খোলাখুলিভাবে মুসলমানদেরকে কষ্ট ও যন্ত্রণা দিয়েছিল। তারা ক্রুসেডার ও 
তাতারীদেরকে মুসলিম দেশগুলোর ওপর হামলা পরিচালনায় উঙ্কানি দিয়েছিল 
এবং এজন্য প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেছিল । মুসলমানদের অসহায়ত্ব ও 
দুর্বলতা থেকে ফায়দা উঠিয়ে তাদের জান-মাল ও 'ইযযত-আবরূর ওপর তারা 
হামলা চালিয়েছিল । ইবনে তায়মিয়া (র)-র মর্যাদা-দীপ্ত ও জেদী মনের ওপর এ 
ছিল এক বিরাট ক্ষত ৷ তিনি এই সব প্রকতিগতভাবে দুষ্ট কিসিমের মুনাফিককে 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ৬৯ 


ক্ষমা করতে পারছিলেন না যারা এমনতর কঠিন মুহূর্তে ও নাযুক সময়েও 
মুসলমানদের হেনস্থা করেছিল এবং তাদের জীবন দুর্বিষহ করে তুলেছিল ও 
তাদের প্রতিপক্ষকে সাহায্য করেছিল । ইমাম ইবনে তায়মিয়া (র) তাদের কৃত 
পাপ ও বিশ্বাসভঙ্গের উপযুক্ত শাস্তি বিধান করতে মনস্থ করেন এবং সেই সঙ্গে 
চিরদিনের তরে এমনি এক ব্যবস্থা নিতে ইচ্ছা করেন যাতে ভবিষ্যতে কোন যুদ্ধ 
কিংবা বিপদ মুহূর্তে তারা আর মুসলমানদেরকে ক্ষতিগ্রস্ত করতে না পারে । তিনি 
সুলতান আন-নাসির (মিসর ও সিরিয়ার সুলতান)-এর দৃষ্টি এদিকে আকর্ষণ 
করেন এবং তাদের দুষ্টামী ও বিপদের আশংকা সম্পর্কে সতর্ক করেন। একটি 
পত্রে তিনি সুলতানকে লেখেন £ 


তাতারীরা সিরিয়াভিমুখী হলে এসব বাতেনী (নুসায়রী ও ইসমাঈলী) 
মুসলিম ফৌজের সঙ্গে অত্যন্ত অসদাচরণ করে। এরাই সে সব বাতেনী 
যারা সাইপ্রাসের (খ্রিস্টান) অধিবাসীদেরকে বার্তা পাঠিয়েছিল, সিরীয় 
উপকূলের একটি অংশের ওপর তাদেরকে দখল দিয়েছিল এবং তাদের 
ক্রসখচিত পতাকা নিজেরাই বহন করেছিল। তারা মুসলমানদের ঘোড়া, 
অস্ত্রশস্ত্র ও এত বেশী সংখ্যক কয়েদী সাইপ্রাসে পাঠিয়েছিল, যার প্রকৃত 
সংখ্যা ও পরিমাণ সম্পর্কে একমাত্র আল্লাহই ভাল জানেন। বিশ দিন পর্যন্ত 
মেলা বসেছিল যেখানে মুসলিম বন্দী, ঘোড়া ও অশত্রশস্ত্র সাইপ্রাসবাসীদের 
হাতে (যারা ছিল ক্রুসেডার ও মুসলমানদের প্রতিপক্ষ) বিক্রি হতে থাকে। 
তাতারীদের আগমনে তারা ঘিয়ের প্রদীপ জ্বালায় । তাতারীদের মুকাবিলার 
উদ্দেশে মুসলিম ফৌজ যখন মিসর থেকে যাত্রা করে তখন তাদের চেহারা 
ফিকে ও বিমর্ষ হয়ে যায়। অতঃপর আল্লাহ্‌ তাবারাকা ওয়া তা'আলা 
সুলতানের আগমনের মাঝ দিয়ে মুসলমানদেরকে যখন মহাবিজয় দানে ধন্য 
করলেন তখন তাদের ভেতর মাতম শুরু হয় । এই নয়, এর চেয়েও অধিক 
গুরুতর বিষয় তাদের ওখানে সংঘটিত হয়েছে। চেঙ্গীয খানকে মুসলিম 
দেশগুলোর ওপর হামলা চালাতে এরাই আহ্বান জানিয়েছিল । হালাকু 
খানের বাগদাদ অধিকার, আলোপ্পোর বরবাদী ও সালেহিয়ার ধ্বংসযজ্ঞের 
পেছনেও ছিল এরাই । এ ছাড়া তাদের ইসলামের সঙ্গে শত্রুতা ও মুসলিম 
হত্যার আরও অনেক ঘটনাই রয়েছে । 

তাদের প্রতিবেশে যে সব মুসলমান বসবাস করে, তারা অত্যন্ত বিপদগ্রস্ত ৷ 
প্রতি রাতেই তারা ছোট ছোট দলে ভাগ হয়ে পাহাড় থেকে নেমে আসে 
এবং গোলযোগ সৃষ্টি করে, যে সম্পর্কে একমাত্র আল্লাহই ভাল জানেন । এরা 
ডাকাতি ও লুটতরাজ করে। শান্তিপ্রিয় অভিজাত পরিবারগুলোকে পেরেশান 
ও ব্ব্রিত করে এবং নানাবিধ. পাপাচার সংঘটন করে থাকে । সাইপ্রাসের 


www.almodina.com 


৭০ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 
খরিস্টানেরা তাদের এলাকায় এলে তারা তাদের মেযবানী করে এবং 
মুসলমানদের হাতিয়ার তাদেরকে সোপর্দ করে। সৎ ও নেককার 
মুসলমানের সাক্ষাৎ পেলে তারা হয় তাকে হত্যা করে, নইলে তার সর্বস্ব 
ছিনিয়ে নেয়। খুব কম মুসলমানই তাদের হাত থেকে বাচতে পেরেছে।১ 


৭০৫ হিজরীর ২রা মুহাররাম তারিখে তিনি এক অভিযানের সঙ্গে এ সব 
ফেতনাবাজ মুলহিদদের বিরুদ্ধে জিহাদ করবার জন্য রওয়ানা হন। তার পেছনে 
নায়েবু'স-সালতানাত (২০277) একটি বাহিনীসহ দামিশকে থেকে বের হয় ও 
জর্দ-এর এলাকা, তায়ামিনা ও রাফেযীদের পাহাড়ের ওপর চড়াও হয় । বিদ্রোহী 
গোত্রগুলোকে সমুচিত শিক্ষা দেওয়া হয় এবং সেখানকার গোটা এলাকা, যা 
খুবই দুর্গম ও সুরক্ষিত ছিল, মুক্ত করা হয়। ইবনে তায়মিয়া (র) ফতওয়া প্রদান 
করেন, বনু নযীরের মত তাদের বাগানের গাছপালা কেটে ফেলা যথার্থ হবে। 
কেননা এসব বাগানকে তারা তাদের শত্রুর মুকাবিলায় গোপন ঘাটি হিসাবে 
ব্যবহার করে এবং এগুলোই তাদের ফৌজী আড্ডা ও যাবতীয় ষড়যন্ত্রের 
আখড়া । এতিহাসিক ইবনে কাছীর লিখেন, শায়খুল ইসলাম-এর উপস্থিতি ও 
অংশ গ্রহণের ফলে বিরাট লাভ হয় এবং এই সুযোগে তীর জ্ঞান ও বীরত্বের 
ব্যাপক প্রকাশ ঘটে । এরই সঙ্গে তার শত্রুদের অন্তর-মন হিংসায় ও দুঃখের 
আগুনে জ্বলে পুড়ে ছাই হতে থাকে ।২ 


রিফাঈদের সঙ্গে বিতর্ক 


৯ই জুমাদা'ল-উলা, ৭০৫ হিজরী রিফাঈ ফকীরদের একটি বিরাট দল 
নায়েবু'স-সালতানাত-এর নিকট গমন করে । ইবনে তায়মিয়া (র)-ও সেখানে 
তশরীফ নেন। রিফাঈদের দাবী ছিল, ইবনে তায়মিয়াকে তাদের ওপর তার 
হুকুম-আহকাম জারী করা থেকে বিরত রাখা হোক এবং তাদেরকে তাদের নিজ 
অবস্থার ওপর ছেড়ে দেওয়া হোক (অর্থাৎ তাদেরকে তাদের মর্জি মাফিক চলতে 
দেওয়া হোক)। ইবনে তায়মিয়া (র) এর উত্তরে বলেন, এমনটি সম্ভব নয়। 
প্রত্যেককেই কুরআন ও সুন্নাহর অধীনে থাকতে হবে । কুরআন ও সুন্নাহ্‌ 
নির্দেশিত সীমারেখার বাইরে যেই পা ফেলবে, অমনি তাকে প্রত্যাখ্যান ও উক্ত 
পদক্ষেপের বিরোধিতা করা আমাদের পক্ষে অপরিহার্য হয়ে পড়বে । রিফা“ঈগণ 
এই সুযোগে তাদের সত্যানুসারিতা ও জনপ্রিয়তা প্রমাণ করবার জন নিজেদের 
কিছু কর্মনৈপুণ্য ও ভেক্কিবাজি প্রদর্শন করতে চায়। (হকপন্থী হবার অনুকূলে) 
তাদের দাবী ছিল, আগুন আমাদের ওপর কোনরূপ ক্রিয়া দর্শে না। আগুনের 


১. ইবনে তায়মিয়া, মুহাম্মদ আবু যুহরাকৃত, ৪৫ পূ. ৷ 
২. আল-বিদায়া, ১৪খ. ৫৪ পৃ. ৷ 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ৭১ 


মাঝে লাফিয়ে পড়ে আমরা তা দেখিয়ে থাকি । আমরা যদি সুস্থ শরীরে ও 
নিরাপদে আগুন থেকে বেরিয়ে আসতে পারি তাহলে মেনে নিতে হবে যে, আমরা 
সত্যের ওপর প্রতিষ্ঠিত হকপন্থী এবং আল্লাহ্‌র পক্ষ থেকে সাহায্য-ও সমর্থনপুষ্ট । 
ইবনে তায়মিয়া (র) বললেন, এতো শয়তানী ছাড়া আর কিছুই নয়; কিছুতেই 
সে সব বিশ্বাস করা চলে না এবং তার ওপর নির্ভরও করা যায় না। এ তো স্রেফ 
প্রতারণাপূর্ণ কলাকৌশল মাত্র । কেননা যে লোক আগুনে লাফিয়ে পড়বে প্রথমে 
তাকে হাম্মামে নিয়ে গোসল করাতে হবে, তার শরীর সিরকা ও ঘাস দিয়ে ভাল 
করে ঘসে মেজে ধুতে হবে; তারপর সে আগুনে প্রবেশ করবে এবং তার ক্রীড়া- 
নৈপুণ্য প্রদর্শন করবে । আর যদি ধরেও নেওয়া হয়, কোন লোক গোসলের পর 
আগুন প্রবেশ করছে আর সে যদি বিদ'আতী দলের কেউ হয় তবে সে ক্ষেত্রেও 
তার ওপর নির্ভর করা যাবে না, তাকে বিশ্বাস করা চলবে না, বরং তাকে দাজ্জাল 
মনে করতে হবে। এমনি মুহূর্তে একজন রিফা'ঈ সুফী (শায়খ সালিহ)-এর মুখ 
দিয়ে স্বতঃস্ফুর্তভাবে বেরিয়ে যায় যে, এই ভেক্কিবাজি তাতারীদের কাছে চলতে 
পারে, শরীয়তের মুকাবিলায় চলে না। সকলেই একথা ধরে বসে এবং একেই 
দলীল বানিয়ে নেয়। শেষাবধি এই ফয়সালা হয়, তারা লোহার শেকল গর্দান 
থেকে নামিয়ে ফেলবে । আর যে কুরআন ও সুন্নাহর বিরোধিতা করবে তার গর্দান 
উড়িয়ে দেওয়া হবে । ইবনে তায়মিয়া (র) অতঃপর এ বিষয়ে একটি পুস্তিকা 
প্রণয়ন করেন, যার ভেতর রিফা“ঈ তরীকার ওপর বিস্তারিতভাবে আলোকতপাত 
করেন এবং উক্ত তরীকার অবস্থা (হালত), পথ ও মত (মাসলাক) ও 
ধ্যান-ধারণাকে কুরআন ও সুন্নাহর সঙ্গে তুলাদণ্ডে ওজন করে দেখিয়ে দেন।৯ 

৮ই রজব নায়েবু'স-সালাতানাতের উপস্থিতিতে “উলামায়ে কিরামের একটি 
মজলিস অনুষ্ঠিত হয়েছিল। এতে ইবনে তায়মিয়া (র)-র “আকীদা-ই 
ওয়াসিতিয়া' নামক পুস্তিকার ওপর আলোচনা চলে । “উলামায়ে কিরাম তাকে 
সুন্নত ওয়া'ল-জামা'আতের ‘আকীদা মাফিক । অতঃপর অত্যন্ত সম্মান ও 
শ্রদ্ধাসহকারে তাকে তার বাড়ী পৌছে দেওয়া হয়। জনসাধারণের এক বিরাট 
অংশ মশাল হাতে তাকে অনুগমন করেছিল যা ছিল যে যুগে কাউকে সম্মান ও 
শ্রদ্ধা জানাবার একটি পন্থা ।২ 


১. আল-বিদায়া ওয়ান-নিহায়া, ১৪শ খণ্ড, ৩৬ পৃষ্ঠা 
২. আল-বিদায়া ওয়া'ন-নিহায়া, ১৪শ খণ্ড, ৩৬-৩৭ পৃষ্ঠা । 


www.almodina.com 


৭২ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 
ইবনে তায়মিয়া (র.)-র বিরোধিতা ও মিসরে তলব 
দামিশকের বুকে ইবনে তায়মিয়া (র)-র এক ধরনের ধর্মীয় নেতৃত্ব ও 
কর্তৃত্ব কায়েম হয়ে গিয়েছিল। যদি তিনি দেখতে পেতেন, হুকুমত কোন 
বিদ'আত কিংবা অন্যায় ও গৰ্হিত কর্ম প্রতিরোধের ক্ষেত্রে অলসতা করছে অথবা 
“ধরি মাছ না ছুই পানি'র ভাব দেখাচ্ছে এবং “উলামায়ে কিরামও নিশ্চুপ বসে 
আছেন অমনি তিনি আইন নিজ হাতে উঠিয়ে নিতেন এবং স্বয়ং শর'ঈ আহকাম 
ও বিধান জারী করতেন । এ ব্যাপারে তার সঙ্গে ছিলেন তার একদল ভক্ত ছাত্র 
এবং দীনদার ও বিশুদ্ধ 'আকীদাসম্পন্ন বিরাট একদল জনতা আর প্রতিদিনই তার 
প্রভাব বলয় বাড়ছিল। তার এই ধর্মীয় উত্থান ও ব্যক্তিগত প্রভাব বৃদ্ধি 
“আলিমদের একটি দল পসন্দ করতে পারেনি । এর ভেতর তারা তার আত্মন্তরিতা 
(৬১৯৯) দেখতে পায়। ফলে একদল হিংসুটে ও ঈর্ধাকাতর লোকের সৃষ্টি 
হয়, যারা ইবনে তায়মিয়া (র)-র পতন ও অবমাননাকর অপমান দেখতে 
অভিলাষী ছিল এঁতিহাসিক ইবনে কাছীর লিখেন ঃ 
4১১৪7] 4১৬৯০ ২০৮০৯ ৮4৯৬৭1৩০৩৪৭ ৪০ ৮2০] ০৮৪ 
lbs Sl oe Hl ১১১৮০০১০৪০১ ০১৪০৩ UA ie 
41০০9 4১7০ ৯1 ALES ৭4 ৮৫2৯০ 44 wlll 
শায়খ তকীয়্যুদ্দীন (ইবনে তায়মিয়া)-র প্রতি ঈর্যাকাতর লোকদের ভেতর 
একদল “আলিম ও ফকীহও ছিলেন, যারা রাজদরবারে তাঁর প্রভাব-প্রতিপত্তি 
বৃদ্ধি, সৎ কাজে আদেশ ও অসৎ কাজ থেকে নিষেধের ক্ষেত্রে একাকীই 
দায়িত্ব পালন, তীর প্রতি জনগণের আনুগত্য ও ভালবাসা, তার অনুসারী ও 
ভক্তবৃন্দের বর্ধিত সংখ্যা, তার ধর্মীয় জোশ, অটুট মনোবল, ইচ্ছাশক্তি ও 
তার ‘ইল্ম ও “আমল দৃষ্টেই তাকে হিংসা করত ।৯ 
ওয়াহদাতু'ল-ওজুদের “আকীদা প্রত্যাখ্যান 
এদিকে এমন কিছু ঘটনা সংঘটিত হয় যদ্দরুন “আকাইদ সম্পর্কিত বাহাছ 
পুনরায় ছড়িয়ে পড়ে এবং এ সম্পর্কে আলোচনা-সমালোচনার বৈঠক অনুষ্ঠিত 
হতে থাকে ।২ এর থেকেও বড় ব্যাপার ছিল এই যে, তিনি শায়খ মুহয়ি উদ্দীন 
১. আল-বিদায়া ওয়া'ন-নিহায়া, ১৪শ খণ্ড, ৩৭ পৃষ্ঠা । 
২. একটি বৈঠক ৮ই রজব তারিখে নায়েবু'স-সালতানাতের দরবারে অনুষ্ঠিত হয় । শায়খ-এর 


উপস্থিতিতে 'আকীদা-ই-ওয়াসিতিয়া' পাঠ করা হয় এবং এর ওপর আলোচনা হয়। এরপর 
দু'টি 


(অপর পৃষ্ঠায় দেখুন) 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ৭৩ 
ইবনে “আরাবী (র)-র ওয়াহদায়তু'ল-ওজুদ মতবাদকে খোলাখুলিভাবে প্রত্যাখ্যান 
করতেন। মিসর ও সিরিয়ায় তার (ইবনে “আরাবীর) বিরাট একদল ভক্ত ও 
সমর্থক ছিল । অধিকন্তু “উলামা ও মাশায়িখ-ই-কিরামের একটি বিরাট দল 
তাকে একজন অত্যন্ত উচ্চ মর্যাদার ‘আরিফ, মুহান্কিক ‘আলিম, তওহীদের ইমাম 
ও একজন মহান বুযুর্গ হিসাবে মানতেন। ইবনে তায়মিয়া (র)-র ধারণা ছিল, 
তার অনুসন্ধান, গবেষণা ও তার ইলহাম (এঁশী প্রেরণা)-সমৃহ আম্বিয়া 
“আলায়হিমু'স-সালাম -এর আনীত শিক্ষা ও তওহীদের সে সব শিক্ষার বিলকুল 
পরিপন্থী যে শিক্ষা প্রত্যেক নবী তার যুগে প্রদান করেছিলেন, হযরত রসূলে 
আকরাম সাল্লাল্লাহু ‘আলায়হি ওয়া সাল্লাম তার শেষ ব্যাখ্যা-বিশ্লেষণ ও পূর্ণতা 
দান করেছেন, যে শিক্ষা কুরআন ও হাদীস থেকে পরিষ্কার বোধগম্য হয় এবং যা 
শব্দ ও অর্থগতভাবে সূত্র-পরম্পরায় আমাদের পর্যন্ত এসে পৌছেছে। শায়খ মুহয়ি 
উদ্দীন 'আরাবী ৬৩৮ হিজরীতে (ইবনে তায়মিয়ার জন্মের ২৩ বছর পূর্বে) 
ইনতিকাল করেছিলেন। তার কিতাব, বিশেষত “ফুতৃহাতে মাক্কিয়্যা' ও 
“ফুসূসু'ল-হিকাম' সাধারণভাবে প্রচলিত ছিল এবং শিক্ষিত মহলে শ্রদ্ধার চোখে 
দেখা হত । ইমাম ইবনে তায়মিয়া (র) দর্শন, তাসাওউফ ও অধ্যাত্ববাদ খুবই 
সুক্ষ্ম দৃষ্টিতে ও খুঁটিয়ে খুঁটিয়ে অধ্যয়ন করেছিলেন এবং এই সূত্রে “ফুতৃহাত' ও 
“ফুসৃস'ও পড়েছিলেন। তিনি স্বীয় গ্রন্থের নানা জায়গায় উক্ত দু'টি কিতাবের 
উদ্ধৃতি পেশ করেছেন এবং সে সব প্রত্যাখ্যান করেছেন.। এ থেকে বোঝা যায়, 
তার অধ্যয়ন সরাসরি ছিল। তিনি এ সব গ্রন্থ অধ্যয়ন থেকে এই সিদ্ধান্তে 
উপনীত হন যে, এ সব গ্রন্থের পেশকৃত শিক্ষা ও নবৃওতের মাধ্যমে প্রাপ্ত শিক্ষার 
মধ্যে সামঞ্জস্য বিধানের কোন রাস্তা খোলা নেই । তিনি শায়খ ইবনে “আরাবীর 
মতবাদের বর্ণনা দিতে গিয়ে লিখেছেন ৪ 


ইবনে ‘আরাবী ও তার অনুসারীদের মত হল এই, অস্তিত্ব বা সত্তা (ওজুদ) 
একই তারা বলেন, মাখলূকের (সৃষ্ট বস্তুর) অস্তিত্বই ত্রষ্টার অস্তিত্ব । তারা 
ভিন্ন দু'টি অস্তিত্বের কথা স্বীকার করেন না যার ভেতর একে অপরের স্রষ্টা, 
বরং তারা বলেন, সৃষ্টাই মাখলুক তথা সৃষ্ট বস্তু এবং সৃষ্ট বস্তুই ত্ষ্টা।১ সত্তা 
ও অস্তিত্বের মাঝে 'প্রভু' ও ‘দাসে'র কোন পার্থক্য নেই । সেখানে না কেউ 
(পূর্ব পৃষ্ঠার পর) বৈঠকে শায়খ সফীউদ্দীন আল-হিন্দী ও আল্লামা কামালুদ্দীন ইবনু 'য- 
যামালকানীর সঙ্গে আলোচনা অনুষ্ঠিত হয় । এসব আলোচনায় প্রমাণিত হয়, এই ‘আকীদা আহলে 


সুন্নত ওয়া'ল-জামা*'আতের বিরোধী নয় । অতঃপর শায়খ (র) অত্যন্ত সম্মান ও শ্রদ্ধার সঙ্গে স্বগৃহে 
প্রত্যাবর্তন করেন । জনসাধারণ মশাল হাতে তাকে অনুগমন করেছিল (ইবনে কাছীর, ১৪শ খণ্ড, 


৩৬-৩৭ পৃষ্ঠা;)। 


১. আর-রাদ্দু'ল-আকওয়াম ‘আলা মা ফী ফুসুসি'ল-হিকাম, ১১প. । 


www.almodina.com 


৭৪ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 
স্রষ্টা, না কেউ মাখলুক; না কেউ আহবানকারী (দা'ঈ), আর না কেউ 
আহ্বানে সাড়া প্রদানকারী (মুজীব)। সত্তা যখন চক্ষুগুলোর ওপর উদ্ভাসিত 
হলেন এবং তিনি যখন তার ভেতর প্রকাশিত হলেন তখন চোখের দিক 
থেকে তার ভেতর রঙ-বেরঙের ও নানারূপ পার্থক্যের সৃষ্টি হয়েছে, ঠিক 
যেমন আলোক-রশ্মি বিভিন্ন রঙের সীসা ও কাচের ভেতর দিয়ে বিভিন্ন রঙে 
প্রতিবিষ্বিত হয়।৯ এরই ভিত্তিতে তারা বলে, গো-বৎস পূজার (যা 
প্রকৃতপক্ষে আল্লাহ্র পূজা ছিল। আর তা এজন্য যে, বিরাজমান তো একই) 
কেন বিরোধিতা করেছিলেন? তাদের মতে, মূসা “আলায়হি'স-সালাম সেই 
সব “'আরিফীনের একজন ছিলেন যারা প্রতিটি বস্তুর মাঝেই সত্য প্রত্যক্ষ 
করে থাকেন এবং তাকে প্রতিটি বস্তুর হুবহু প্রতিচ্ছবি মনে করেন। তাদের 
মতে, ফির'আওন তার দাবী ৮৮:০১ 441 “আমিই তোমাদের সর্বোচ্চ 
রব”-এর ক্ষেত্রে সত্যের ওপর প্রতিষ্ঠিত ছিল, বরং সেটাই সত্য ছিল ।২ 
‘ফুসূসু'ল-হিকাম' গ্রন্থকারের মতে, ফির'আওন যেহেতু (সৃষ্টিগত দিক 
থেকে) রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন এবং তিনি যুগ-মানব ছিলেন, সেহেতু 
তিনি ৮1০১ | (১১৮১। যথার্থই বলেছেন। আর তা এ জন্য যে, যখন সকলেই 
কোন না কোন অর্থে 'রব' তখন আমি তাদের ভেতর সর্বোচ্চ । কেননা আমাকে 
প্রকাশ্যে তোমাদের শাসন ক্ষমতা পরিচালনার ও ফয়সালা করবার এখতিয়ার 
দেওয়া হয়েছে। তিনি বলেন, যাদুকররা যখন ফিরআওনের সত্যতা সম্পর্কে 
জানতে .পারল তখন তারা তার বিরোধিতা করেনি, বরং তার স্বীকৃতি দিয়েছে 
এবং বলেছে £ 
-১১১|। ৪৬০৯। ১১৯ ৮৯৪০ ৮৮০। Alice ail 
তোমার যা ফয়সালা করবার কর; তুমি তো কেবল এই পার্থিব জীবনের 
কর্তৃত্ব ফলাতে পার। 


এজন্যই ফির“আওনের এই কথা বলা যথার্থই ছিল, ৮4 _-১। 4 +১)১। 
(আমিই তোমাদের সর্বোচ্চ প্রভু) যদিও ফির'আওন যথার্থই সত্যের ওপর ছিল 1১ 
ইবনে “আরাবী হযরত নূহ “আলায়হি 'স-সালামকে সমালোচনার লক্ষ্যে 


পরিণত করেন আর তার কাফির জাতিগোষ্ঠীকে সম্মান জানান এবং তাদের 
যথার্থতার সার্টিফিকেট প্রদান করেন যারা পাথর পূজা করেছে । তিনি বলেন, ওরা 


১. আর-রাদ্দু'ল আকওয়াম, ১০২ পৃষ্ঠা ৷ 
২. এ সব উক্তিকে তিনি “ফুসুসু'ল-হিকাম' প্রণেতার দিকে সম্পর্কিত করেছেন। 
৩. Jb Lilly Gall ৬৪ SUN ১৪৭ পৃষ্ঠা 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ৭৫ 


(মূর্তিপূজকরা) প্রকৃত অর্থে আল্লাহরই “ইবাদত করেছিল আর এই তুফান ছিল 
প্রকৃতপক্ষে মা'রিফত-ই-ইলাহীর প্রচণ্ড উত্তাল এবং সেই সমুদ্রের প্রবল উচ্ছ্বাস 
যার ভেতর তারা নিমজ্জিত হয় ।১ 


মনে হচ্ছে, ইবনে তায়মিয়া (র)-র যুগে “ওয়াহদাতু'ল-ওজুদ”-এর 


“আকীদার ভেতর চরম বাড়াবাড়ি সৃষ্টি হয়েছিল এবং লোকে এই পর্যায়ে শরীয়ত, 
বুদ্ধি-জ্ঞান ও নৈতিকতার সকল সীমারেখা অতিক্রম করে গিয়েছিল এবং অস্থির 
প্রায় অবস্থা সৃষ্টি হয়ে গিয়েছিল। ইবনে তায়মিয়া (র) লেখেন £ 


৮ 


এই সিলসিলায় একদল (“ইল্মে কালাম, দর্শন ও তাসাওউফ সম্পর্কে যারা 
ওয়াকিফহাল ছিলেন) সবচেয়ে বেশী বিভ্রান্ত হয়। তাদের ভেতর ইবনে 
সাব*ঈন, সদরুদ্দীন কওনবী (ইবনে “আরাবীর ছাত্র), বিল্য়ানী ও 
তিলিমসানী বিশেষভাবে উল্লেখযোগ্য । এদের ভেতর তিলিসমানী এ বিষয় 
সম্পর্কিত জ্ঞান ও পরিচয়ে অগ্রগামী ছিলেন। তিনি ওয়াহদাতু'ল-ওজুদ 
মতবাদে কেবল বিশ্বাসীই ছিলেন না, বরং এর ওপর “আমলও করতেন। 
অনন্তর তিনি মদ পান করতেন এবং নিষিদ্ধ ও অবৈধ কর্মে লিপ্ত হতেন 
(বিরাজমান অস্তিত্ব ও সত্তা যখন এক, তখন আর হালাল-হারামের 
পার্থক্য কেন?)। 
“ফুসৃসু'ল-হিকাম'-এর পাঠ গ্রহণ করতেন এবং একে তিনি আল্লাহ্‌র ওলী ও 
“আরিফগণের বাণী (কালাম) বলে মনে করতেন । যখন তিনি “ফুসূস' পড়েন 
এবং দেখতে পান, এর বিষয়বস্তু কুরআন শরীফের প্রকাশ্য ও সুস্পষ্ট বিরোধী 
তখন তিনি তিলিমসানীকে জিজ্ঞেস করেন, এই কালাম তো কুরআন 
মজীদের বিরোধী । এর জওয়াবে তিনি বলেন, গোটা কুরআনই তো 
শির্ক-এ পরিপূর্ণ । কেননা তা ‘রব’ ও বান্দার মাঝে ফরক করে। তওহীদ 
তো আমাদের কালামে রয়েছে। তার এও উক্তি রয়েছে, কাশ্ফ-এর মাধ্যমে 
সেসব প্রমাণিত হয় যা সুস্পষ্ট জ্ঞান-বুদ্ধিবহির্ভত ও এর বিরোধী ।২ 


* এখানে একথা উল্লেখ করা জরুরী মনে হচ্ছে, শায়খ-ই-আকবর-এর কিতাবাদি ও 


তৎসম্পর্কিত “ইল্ম সম্পর্কে যারা গভীর আগ্রহ পোষণ করেন তাদের একটি দল মনে করেন, 
শায়খ (ইবনে 'আরাবী)-এর কিতাব, বিশেষত ফুসৃসুল'ল-হিকাম-এ ব্যাপকভাবে মিশ্রণ ও 
সংযোজন ঘটানো হয়েছে ৷ শায়খ-এর ভক্ত ও তার জ্ঞানের ধারক ও বাহক দামিশৃকের শায়খ 
আহমদ আল-হারূন আল-আসাল দৃঢ়তা সহকারে বলতেন, ফুসূস-এর ১/৩ অংশই ভেজাল ও 
ভিত্তিহীন । 


২. আল-ফুরকানু বায়না'ল হারু ওয়া 'ল-বাতিল. ১৪৫ পৃষ্ঠা । 


www.almodina.com 


৭৬ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 
তিলিমসানী ও তার সমচিন্তায় বিশ্বাসী এক সাথী আমাকে স্বয়ং শুনিয়েছেন, 
আমাদের একবার একটা মৃত কুকুরের পাশে দিয়ে যেতে হয়েছিল । কুকুরের 
গায়ে ছিল বিশ্রী ঘা। তিলিমসানীর বন্ধু বলল £ এও কি খোদাওয়ান্দ 
তা'আলার সত্তা (যাত)? তিনি এভাবে তার জওয়াব দেনঃ কোন বস্তুই কি 
তার সত্তা-বহির্ভূত? হ্যা, সব কিছুই তার সত্তার ভেতর আছে।৯ 
কতক লোক বলেছিল, অস্তিত্ব ও বিদ্যমান সত্তা যখন এক, তখন স্ত্রী কেন 
হালাল আর মা কেন হারাম? সেই পণ্ডিত জওয়াব দেন £ আমাদের কাছে 
সবই এক, কিন্তু এসব অবগুগ্ঠনধারী (যারা তওহীদে হাকীকী সম্পর্কে অজ্ঞ) 
বলল, মা হারাম । আমরাও বললাম, হ্যা, তোমাদের ওপর হারাম ।২ 
শায়খুল ইসলাম ৭০৪ হিজরীতে শায়খ আবুল ফাত্হ নস্র আল-মুনজীকে 
একটি বিস্তৃত চিঠি লেখেন। এতে তিনি প্রকাশ করেন, “তিনি ওয়াহদাতু'ল-ওজুদ 
মতবাদের সমর্থকদের সৃষ্ট অনিষ্ট আল্লাহ্‌র রাহের পথিক (সালিক)- দের থেকে 
প্রতিরোধ করাকে প্রায় এতটাই জরুরী মনে করেন যতটা জরুরী মনে করেন 
তাতারীদের মুকাবিলা ও উৎসাদন করাকে । শায়খ (র) বেশ ভালভাবেই অবগত 
আছেন, আম্বিয়া 'আলায়হিমু'স-সালামের দাওয়াতের উদ্দেশ্য ও লক্ষ্য, বরং বলা 
চলে, গোটা সৃষ্টি, কিতাব নাযিল ও রসূলদের প্রেরণের অন্তর্নিহিত উদ্দেশ্য ও 
লক্ষ্যই হ'ল এটা; দাওয়াত ও আনুগত্য হবে একমাত্র আল্লাহ্‌র জন্যই ০ ৯৫, 
< << ১১ তার লক্ষ্য ও উদ্দেশ্য গোটা সৃষ্টি জগতকে তার সষ্টার দিকে 
আহ্বান জানানো । এ সর এঁক্য ও মিলনবাদীরা (৪১৯১1) আল্লাহ্‌র পথের 
পথিকদের জন্য এই তওহীদকে যে তওহীদ সহকারে আল্লাহ্‌ পাক স্বীয় 
সহীফাসমূহ অবতরণ করেছেন এবং তার নবীদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন 
সেই এঁক্যের সঙ্গে গুলিয়ে ফেলেছেন যার নাম রেখেছে তারা তওহীদ ও এর 
প্রকৃত কারিগর (০1৮-০ ০৪2৪৯) - কে অকেজো ও বেকার অভিহিত করা এবং 
মহাত্রষ্টা (আল্লাহ্‌ রাববু'ল'-আলামীন)কে অস্বীকৃতি জ্ঞাপনেরই নামান্তর । আমি 
প্রথম দিকে শায়খ ইবনে “আরাবী সম্পর্কে ভাল ধারণা পোষণ করতাম এবং 
আমার দৃষ্টিতে তিনি অত্যন্ত শ্রদ্ধার পাত্র ছিলেন। তার *ফুতৃহাত-ই-মাক্িয়্যাঃ', 
'কুনহা*ল-মুহকাম', “আল-মারবৃত', “আদ-দুররাতু'ল-ফাখিরা', 'মাতালি'উ'ন- 
নুজুম' ইত্যাদি গ্রন্থের জ্ঞানগত উপকারিতা ও সূক্ষাতিসূক্ষ্ম বিষয়ক আলোচনা 


১. প্রাগুক্ত । 
২. আর-রাদ্দু' ল-আকওয়াম, ৪২ পৃষ্ঠা ৷ 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ৭৭ 
প্রাপ্তিই এর কারণ । কিন্তু তখনো পর্যন্ত আমি তার উদ্দেশ্য ও লক্ষ্যের যথার্থতা 
সম্পর্কে জ্ঞান ও 'ফুসৃসু'ল-হিকাম' প্রভৃতি গ্রন্থ অধ্যয়নের সুযোগ পাই নি। আমরা 
তখন আমাদের দীনী ভাইদের সঙ্গে পারস্পরিক আলোচনা ও সত্যান্বেষণের মাঝে 
মগন ছিলাম এবং আমি তার অনুসরণ করতাম ও প্রকৃত পথের সন্ধান জানতে 
চাইতাম । যখন প্রকৃত সত্য উদ্ভাসিত হল তখন এই ধারায় আমাদের অপরিহার্য 
দায়িত্ব, কর্তব্য ও আমাদের করণীয় সম্পর্কে জানা হয়ে গেল। ইতোমধ্যে প্রাচ্য 
থেকে কয়েকজন বিশ্বস্ত বৃযুর্গের আগমন ঘটে ৷ তারা ইসলামী তরীকা, ইসলাম 
ধর্মের হাকীকত ও এ সমস্ত লোকের (ইবনে “আরাবী, সদর বূমী, তিলিমসানী, 
ইবনে সাব“ঈন) অবস্থার হাকীকত জানতে চাইলে আমি তাদের সম্পর্কে 
অপরিহার্য বিষয়াবলী জানতে সক্ষম হই। ঠিক তেমনিভাবে সিরিয়ার পার্শ্ববর্তী 
এলাকা থেকে কিছু একনিষ্ঠ, ন্যায়নিষ্ঠ ও সত্যান্বেষী আল্লাহ্‌র পথের পথিককে 
অনুরোধ করে পাঠাই যেন ওয়াহদাতু'ল-ওজুদ মতবাদের সমর্থকদের বাণীর 
মোটামুটি বক্তব্য, তাদের দাবী সংক্ষিপ্তাকারে গুছিয়ে লেখা হয়। জনাবে ওয়ালা 
স্বীয় আত্মার আলোক-রশ্মি, প্রকৃতিগত মেধা, নিষ্ঠা, আন্তরিকতা ও কল্যাণ 
চিন্তার সাহায্যে যা তিনি ইসলাম, মুসলিম ও তরীকতের ভাইদের প্রতি পোষণ 
করেন, এক্ষেত্রে এমন কোন পদক্ষেপ যেন গ্রহণ করেন যদ্দারা আল্লাহ্‌র 
রেযামন্দী, দুনিয়া ও আখিরাতে তার মাগফিরাতের সুদৃঢ় আশা করা চলে ।” 

অতঃপর তিনি বেশ বিস্তারিতভাবে সে সমস্ত “আকীদা তথা ধর্ম-বিশ্বাস, 
দৃষ্টিভঙ্গি, পথ ও মতের পর্যালোচনা করেছেন যা “ইস্তিহা'দ”"।৯ ও “হু'লূল”২ 
সম্পর্কে খৃষ্টানদের বিভিন্ন দল-উপদল (যেমন য়া'কৃবিয়া, নস্তরিয়া, মালকানিয়া 
প্রভৃতি) তথাকথিত মুসলিম ফেব্কাগুলোর (যেমন রাফিষী ও জাহমিয়াদের নাম 
উল্লেখ করা যায়) ভেতর প্রচলিত ছিল। অধিকন্তু তিনি “ইত্তিহাদে মু'আয়্যিন’*, 
'ইত্তিহাদে মুতলাক'৪, “হুলূল-ই-মু'আয়্যিন’* ও “হুলুল-ই-মুতলাক"*-এর বিস্তৃত 
ব্যাখ্যা-বিশ্লেষণ করেছেন এবং যেসব লোক এসব আকীদা ও দৃষ্টিভঙ্গি পোষণ 
করেন তাদের সম্পর্কে আলোচনা করেছেন। এই আলোচনা থেকে তার দৃষ্টির 
প্রসারতা, পূর্ববর্তী ধর্মসমূহ ও পথ-মত সম্পর্কে তার জ্ঞানের গভীরতা পরিমাপ 
করা যায়। অতঃপর শায়খ ইবনু'ল-*আরাবীর মতবাদ ও পর্যালোচনা অত্যন্ত 
সূক্মভাবে ও সতর্কতার সঙ্গে বর্ণনা করেছেন [যার থেকে পরিমাপ করা যায়, তিনি 
'ফুতৃহাতে মাকিয়্যা' ও “ফুসূসু'ল-হিকাম' খুবই সুক্ষ্ম দৃষ্টিতে অধ্যয়ন করেছিলেন 
১-৬. এতদ্সম্পর্কিত ব্যাখ্যা পুস্তকের শেষাংশে “পরিশিষ্ট” দেওয়া হয়েছে। সেখানে দেখা যেতে 

পারে অনুবাদক । 


www.almodina.com 


৭৮ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 
এবং সে সবের বক্তব্যের সার-নির্ধাস তার আয়ত্তে এসে গিয়েছিল যদ্ধারা সে 
সবের পেশকৃত বিভিন্নমুখী জ্ঞান ও সুস্মাতিসূক্ষ্ম তত্বসমূহ (হাকাইক) অনুধাবন 
করা তার জন্য সহজ হয়ে গিয়েছিল]। এক্ষেত্রে তার ও..ওয়াহদাতু'ল-ওজুদ 
মতবাদের অপরাপর প্রবক্তাদের পার্থক্য ও ইবনে *আরাবীর কথিত বক্তব্যের 
হাকীকত তথা সারবত্তা উপলব্ধিতে ধরা পড়ে । এরই সঙ্গে তিনি এর ফলাফল, 
পরিণতি ও অনিবার্য অনিষ্টকারিতা বর্ণনা করেন, উদ্দেশ্য ও লক্ষ্যের প্রতি সম্পূর্ণ 
নিরাসক্ত ও নির্লিপ্ত থেকে সে সবের প্রতি সন্দেহ ও আশংকা ব্যক্ত করবার পূর্ণ 
অধিকার প্রদান করেন এবং তার অপরাপর মিত্র (ইন্তিহাদী)- দের ভেতর পার্থক্য 
রেখা নিরূপণ করেন । উক্ত পত্রেই এক স্থানে তিনি লিখেছেন £ 
৬৯ ৮০১৩৩ ১৯৩ ৫১৮৯) 117১5) 2 উহ ছি] 
১৪০১ ১১75113১৯৯৮ 11 উঠ SS MAS Sl 
JL ১১৪৩ 4215 A 1০ Eilat ভো১115১৪। 
13419 ০০1২1153১31 ১১ ill Taal na এ 
০৬৪১১১৫৩৭১১ ৮টি ০৩৯৮৯৮০৩ ১৮৮11 IS 
১৪১ ৬51১ ১৫১১ ৮৫৮৫৬ ০০৩ ili ১৬৫৪৪৪২1০৮৫ ০15 155 
- 4155 ৩5 
ওঁদের ভেতর ইবনে আরাবী ইসলামের কাছাকাছি অবস্থান করেন এবং তার 
কথিত উক্তি অনেক জায়গায় তুলনামূলকভাবে ভাল । কেননা তিনি 
প্রকাশমান বস্তুসমূহ (মাজাহির) ও প্রতীয়মান তথা প্রকাশিতের (জাহির) 
মধ্যে পার্থক্য করেন, শর'ঈ আদেশ-নিষেধ এবং ধর্মীয় বিধি-বিধান ও 
হুকুম-আহকামকে যথাস্থানে রাখেন, মাশাইখে কিরাম যে সমস্ত 
নীতি-নৈতিকতা, 'আমল-আখলাক ও “ইবাদত-বন্দেগীর প্রতি তাকীদ প্রদান 
করেছেন সে সব অবলম্বনের জন্য পরামর্শ দেন। এজন্য বহু “আবেদ ও সুফী 
তার কথিত উক্তি (কালাম) থেকে আধ্যাত্মিক পথ (সলুক) গ্রহণ করে 
থাকেন যদিও তারা সে সবের হাকীকত ভাল রকম বোঝেন না। তাদের 
ভেতর যারা সে সব হাকীকত বোঝেন, সে সবের প্রতি আনুকূল্য প্রদর্শন ও 
সমর্থন করেন তার নিকট তার (ইবনে *আরাবীর) কালামের হত 
দিবালোকের ন্যায় উদ্ভাসিত হয়ে যায় ।১ 
১. শায়খ নসর আল-মুনজীর নামে শায়খুল ইসলামের পত্র -,:,1| ১ 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ৭৯ 
অপর এক স্থানে লিখছেন £ 
(151 dS ly ০৬৯৬। lo Ji AUS ৮১৮। ১১৬৩ 
slallly cabal al ১৬৯৪ 41115 4215 loc ৮৪ 
Ll ic bind» slyly ~~) Sls ৩১৮১৬৮ও 
৬০১44১০৮515 ভা ০৯১১৩ ০৮০৪১৮০৮০৮০ SISSY 
-৯৯১|। 459১ lls) xl 
এ সমস্ত রচনা সবই “ফুসৃসু'ল-হিকাম” গ্রন্থের রচয়িতার । আল্লাহ ভাল 
জানেন তার শেষ পরিণতি কি হয়েছিল অর্থাৎ কিসের ওপর ভিত্তি করে 
তিনি মৃত্যুকে আলিঙ্গন করেছিলেন । আল্লাহ পাক সমস্ত ঈমানদার মুসলিম 
নারী-পুরুষকে, চাই জীবিত হোক কিংবা মৃত, ক্ষমা করুন। হে আমাদের 
রব! আমাদেরকে ও ঈমানে অগ্রণী আমাদের ভাইদেরকে ক্ষমা কর এবং 
মু'মিনদের বিরুদ্ধে আমাদের অন্তরে হিংসা-বিদ্বেষ রেখো না। হে আমাদের 
রব! তুমি তো দয়ার্দ, পরম দয়ালু ।৯ 
£পর সদর রূমীর মতবাদ২ সম্পর্কে আলোচনা করতে গিয়ে লিখছেন ৪ 
Pl ০০০৬৪।৬৯ (সে ইসলামী শরী'আ থেকে বহু দূরে 
নিক্ষিপ্ত)।৩ এরপর তিলিমসান ও ইবনে সাব'ঈনকে দৃঢ়তার সঙ্গে প্রত্যাখ্যান 
করেছেন। তিনি তিলিমসানীর ওপর সবচেয়ে বেশী নাখোশ ছিলেন। ইসলামের 
প্রতি জিদ ও মমতুবোধে উদ্দীপ্ত হয়ে তিনি এতদূর পর্যন্ত লিখেছেন ঃ 
১৬০১ ৮০ ১ উজ LS লী IH OS ৩১৯০) SU 
১১১৪ ১৮০ ১১০ ৮৫4৬ ৮৮৯৬১) ৩১৬০ ৮৮৪ ৩৯015 7101 ৬ 
৯1১৮০ ৬৬০ ++ ৮011 ০13 ১৬৯11 ৩৩ EHS), 
১০১ 44] ৩১৪৪ ১৮১ 4১01) ২3৮৯৯৯৮০691 19৮৪ ৮৬ীসি 
- ০৮০১৯ ৮০৯৯ ০৯১৩ 9৮5 li 


১. পূর্বোক্ত গ্রন্থ, ৫৭ পৃ. ৷ 
২. আল্লামা-সদর্দীন কওনবী । 
৩. শায়খ নসর আল-মুনজীর নামে শায়খুল-ইসলামের পত্র ০৮১৯ পৃ. ৫৭। 


www.almodina.com 


৮০ 


শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 

এখন বাকী থাকল দুরাচার (ফাসিক) তিলিমসানী ।১ তা এই দলের 
লোকদের ভেতর তার নষ্টামিই ছিল সবচেয়ে বেশী এবং কুফরীর ক্ষেত্রে 
সেই ছিল সর্বাপেক্ষা গভীর পানির । আর তা এজন্য যে, সে অস্তিত্ব (ওজু) 
ও সাক্ষ্য-প্রমাণের ভেতর অন্তত ইবনে “আরাবীও যেমনটি প্রভেদ করেছেন 
তেমনটিও করে না। তেমনি সে মুতলাক (সম্পূর্ণ, একচ্ছত্র) ও মু'আয়্যিন 
(৩৯, স্থিরীকৃত, প্রতিষ্ঠিত)-এর মাঝেও কোনরূপ প্রভেদ করে না যেমনটি 
সদরুদ্দীন কওনবী থেকে বর্ণিত আছে। তার মতবাদ তো এই যে, আল্লাহ্র 
সত্তা (51১ - যাত) ভিন্ন অপর কোন কিংবা ভিন্নতর কিছুর অস্তিত্বই নেই। 
বান্দা যদি ভিন্নতর কিছু দেখতে পায় তবে তা কেবল ততক্ষণ পর্যন্ত যতক্ষণ 
সে পর্দার আড়ালে লুক্কায়িত। যখন এই পর্দা উঠে যাবে তখন সে দেখবে, 
ভিন্নতর কিছুর অস্তিত্ব নেই। কেবল তখনই প্রকৃত অবস্থা সম্পর্কে সে 
অবহিত হতে পারবে । আর এরই ভিত্তিতে এই তিলিমসানী সমস্ত অবৈধ ও 
নিষিদ্ধ বস্তুকে হালাল মনে করত ।২ 


পরিশেষে তিনি ( ইবনে তায়মিয়া ) এরূপ একটি গুরুত্বপূর্ণ কথা 


লিপিবদ্ধ করছেন ঃ 


জাহমিয়া ফের্কার মুতাকাল্লিমগণ কোন কিছুর “ইবাদত করে না এবং উক্ত 
ফের্কার যে সমস্ত লোক “ইবাদত-বন্দেগীতে আগ্রহী তারা সব কিছুরই 
“ইবাদত করে । কারণ এই দলের মুতাকাল্লিমদের মনে আল্লাহ্‌র “ইবাদত 
কিংবা কোন কিছুর ‘ইবাদতের প্রতি কোন আগ্রহই নেই। তারা নিজেদেরকে 
নির্ডণ হিসাবে অভিহিত করে । কিন্তু তাদের ফের্কার সাধারণ লোকদের মনে 
“ইবাদতের প্রেরণা বিদ্যমান । আর এটা অত্যন্ত স্বাভাবিক কথা, মন সব 
সময় অস্তিত্বশীল বস্তুর প্রতিই আকৃষ্ট হয়, ঝুঁকে পড়ে; অস্তিত্বহীন কিংবা 
শূন্যের দিকে নয়। এজন্য তাদেরকে বাধ্য হয়েই সৃষ্ট বস্তু (মাখলুকাত)-র 
পূজা-অৰ্চনা করতে হয়; হয় সাধারণ অস্তিত্বশীল কোন কিছুর অথবা অন্য 
কোন দৃশ্যমান বস্তুর, যেমন চন্দ্র, সূর্য, মানুষ, মূর্তি প্রভৃতির । তেমনি 
ইত্তিহাদী (মিলনবাদী)- দের কথিত উক্তি ( ওয়াহদাতু'ল-ওজ্দ বা 
সর্বেশ্বরবাদ) পৃথিবীর তাবৎ শির্ক-এর ওপর বেষ্টনী সৃষ্টি করে রয়েছে। 
তারা আল্লাহ্‌ তা'আলার তওহীদ তথা একত্ববাদের সমর্থক নয়, বরং তারা 
এমত পরিমাণ সম-অর্থের তওহীদের সমর্থক যা তীর (স্রষ্টার) ও তার 
সৃষ্টির মাঝে রয়েছে। এজন্য তারা অন্যদেরকে নিজেদের ‘রব’ বা 
প্রভু-প্রতিপালকের সমকক্ষ বানায় । আল-কুরআনের ভাষায় ++:১:১3 


১. তিলিমসানী তার ভক্তদের মাঝে “আফীফ তিলিমসানী নামে মশহুর | 


Ee ele 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ৮১ 


৩১৯১, -এরই ভিত্তিতে একজন নির্ভরযোগ্য লোকের বর্ণনা, সাব'ঈন 

যাবার ইচ্ছা পোষণ করত এবং বলত, কোন ইসলামী ভূখণ্ডে এ 
ধরনের বিশ্বাস ও মতবাদের স্থান হবার নয় । হিন্দুস্তানের লোকেরা” যেহেতু 
মুশরিক, তারা প্রতিটি বস্তুরই পূজা-অর্চনা করে থাকে- এমন কি গাছপালা, 
জীব-জন্তু প্রভৃতিরও (তাই তাদের সঙ্গে বেশ ভালই কাটবে)। আর এটাই 
হল 'ইত্তিহাদী'দের কথিত বক্তব্যের অন্তর্নিহিত সত্য (হাকীকত)। আমি 
ব্যক্তিগতভাবে কিছু লোককে জানি, যারা দর্শন ও কালাম শাস্ত্রের সঙ্গে 
ঘনিষ্ঠভাবে সম্পর্কিত অর্থাৎ তারা এসব শাস্ত্রের চর্চা করেন এবং এসব 
ইত্তিহাদীদের প্রদর্শিত পন্থায় খোদাপরস্ত ও “ইবাদতগুযার তাপসে পরিণত 
হন। তারা যখন আল্লাহ্‌ তা'আলার গুণাবলী বর্ণনা করেন তখন বলেন, তিনি 
(আল্লাহ) এমন নন, তেমন নন এবং তার সিফাত বর্ণনায় তারা 
মুসলমানদের অনুকরণে বলেন, তিনি (আল্লাহ্‌) সৃষ্টি বস্তুর মত নন। কিন্তু 
সেই সঙ্গে ত্রষ্টার সে সমস্ত সিফাতও তারা অস্বীকার করেন যে সমস্ত সিফাত 
তথা গুণাবলী আম্বিয়া ‘আলায়হিমু'স সালাম বর্ণনা করেছেন । তাদের ভেতর 
কারুর যখন বিশেষ ভাব ও মন্ততা দেখা দেয় তখন তারা সরাসরি 
“ইত্তিহাদী'দের পথ ধরেন এবং বলতে থাকেনঃ প্রাণীকুল মাত্রেই তো 
আল্লাহ্‌ । তাদেরকে যখন বলা হয়, একথা বলার পর কোথায় রইল 
তোমাদের অস্বীকৃতি (যে আল্লাহ এমনটি নন, তেমনটি নন) আর কোথায়ই 
বা তোমাদের এই ইতিবাচক উক্তির তাৎপর্য (যে সমস্ত প্রাণীই খোদা), 
তখন তারা বলতে থাকে যে, সেটা ছিল আমাদের উন্যত্ততা আর এটি হচ্ছে 
আমাদের আনন্দ-সুখ (যওক)। এই পথভ্র্টদেরকে যদি কেউ বলে, যে 
আনন্দ-সুখ ও উন্মত্ততা ধর্মীয় 'আকীদা-বিশ্বাসের অনুকূল না হয় তাহলে 
সেসবের ভেতর একটি অথবা দু"টিই বাতিল হবে। উন্মত্ততা ও আনন্দ-সুখ 
প্রকৃত প্রস্তাবে আল্লাহ্র পরচিতি ও ধর্মীয় বিশ্বাসেরই পরিণাম ফল আর তা 
এজন্য যে, আত্মার (কলব) মা'রিফত ও হাল দুটোই পরস্পরের পরিপূরক 
(১১১০-০)। অনন্তর জ্ঞান ও মা'রিফতের পরিমাণ মাফিক উন্মত্ততা, 
মুহব্বত ও হাল হয়ে থাকে অর্থাৎ “ইল্ম তথা জ্ঞান ও মা'রিফত যে 
পরিমাপের হবে ঠিক সেই পরিমাপেই 'ইশকে ইলাহীতে উন্মত্ততা, প্রেম ও 
বেকারার অবস্থার সৃষ্টি হবে । এসব লোক যদি আম্বিয়া 'আলায়হিমু'স-সালাম 
ও নবীয়ে মুরসালদের রাস্তা ইখতিয়ার করত যারা এমন এক আল্লাহ্‌র 
‘ইবাদতের আদেশ করেন যিনি একক ও যার কোন শরীক নেই এবং যারা 
তার এমন গুণাবলীর বর্ণনা দেন যা স্বয়ং তিনি নিজেই বর্ণনা করেছেন এবং 


১. হিন্দস্তানের আদি অধিবাসীরা । 
সাধক (২য়)-৬ 


www.almodina.com 


৮২ শায়খুল ইসলাম হাফিজ ইবৃন তায়মিয়া (র.) 
তার নবীগণ বর্ণনা করেছেন। তারা (ইত্তিহাদীগণ) যদি তাদের পূর্ববর্তী 
প্রথম যুগের মুসলমানদের অনুসরণ করত তাহলে তারা সৎ পথ পেত, 
হেদায়েত পেত এবং ঈমান ও য়াকীনের স্বাদ, মিষ্টতা ও অন্তরের প্রশান্তি. 
তারা লাভ করত । কেউ ঠিকই বলেছে” যে, আম্বিয়া “আলায়হিমু*স-সালামের 
নিকট আল্লাহ তা'আলার সিফাতের সদর্থক জ্ঞান বিস্তৃত এবং (যে সমস্ত 
সিফাত বা গুণ তার যোগ্য নয়) সে সবের নঞ্র্থক জ্ঞান সংক্ষিপ্তাকারে 
বর্তমান রয়েছে (০22 ৮৪১ ১০/৬০/০১১০ Ll ৩1)-এর 
বিপরীতে বে-দীন 5 2! (জাহমিয়া সম্প্রদায় ও দার্শনিকগণ যাদের 
দ্বারা ইত্তিহাদীগণ প্রভাবাৰিত) আল্লাহ্‌র গুণাবলীকে 'না' তথা ৮৯১ করতে 
গিয়ে খুবই লম্বা ফিরিস্তির আশ্রয় নেয় আর আল্লাহ্‌র গুণাবলীকে সদর্থক 
করবার মুহূর্তে খুবই কার্পণ্য করে। কুরআন মজীদ আল্লাহ্র গুণাবলীর 
সদর্থক বর্ণনায় ভরপুর এবং সে ক্ষেত্রে অত্যন্ত বিস্তারিত বর্ণনার আশ্রয় 
নেওয়া হয়েছে। যেমন +/০ ৮ 4৫১ «111 ৩। (আল্লাহ্‌ সকল বিষয় 
সম্পর্কে অবগত) , ৯৮:৬৪ ৮১ ০1৩ ৮/০$ (আর সকল বিষয়ের ওপর 
ক্ষমতাবান), ১৯১ ৭ 4১1 (আর তিনি শ্রোতা, দরষ্টা), 5 ১ 
(1০3 2২>) ০ (করুণা ও জ্ঞানে তিনি প্রতিটি বিষয়েই ব্যাপক ও 
বিস্তৃত)। আর নএর্থের ক্ষেত্রে তিনি একটি ব্যাপক ও অর্থপূর্ণ কথা বলে 
দিয়েছেন। যেমন ২৮১১ 41১৫ ১৯ (তার মত নয় কোন কিছুই), ১ 
১৯11৩ < ০১5(তার সমকক্ষ কেউ নয়), Las ০৯ 
(তুমি কি তার সম গুণসম্পন্ন কাউকেও জান?), 5১! ০১ 4১) ১৯৯৬ 
৩4০১) ৮০ ৯১ L5৮০ ৮৮৪ (ওরা যা আরোপ করে তা থেকে 
তিনি পবিত্র ও মহান তোমার প্রতিপালক যিনি সকল ক্ষমতার অধিকারী । 
আর শান্তি বর্ষিত হোক রসূলগণের প্রতি)। 
এরূপ 'আকীদা-বিশ্বাসের দ্বারা যে নৈতিক বিপর্যয়, বিশৃঙ্খলা ও যে 

অরাজকতা বিস্তার লাভ করছিল এবং দুরাচার প্রবৃত্তি-পূজারীরা একে যেভাবে ঢাল 

হিসাবে ব্যবহার করছিল সে সম্পর্কে আলোচনা করতে গিয়ে লিখছেন $ 
এই “আকীদার দাবীদারেরা প্রবৃত্তিজাত কামনা-বাসনা, কল্পনা-বিলাসিতা ও 
‘আকীদাগত যাবতীয় অনিষ্টের মূল হোতা । এর পরিণাম ফল কোথাও 
কোথাও এভাবে দেখা দিয়েছে, কতক লোক কিশোর বালকদের প্রেমে লিপ্ত 


১. স্বয়ং ইমাম ইবনে তাযমিয়া (র) তার রচনায় নানা জায়গায় একথা বলেছেন । 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ৮৩ 


হয় এবং বলে, এদের ভেতর আল্লাহ্‌র তাজাল্লী রয়েছে এবং এরা আল্লাহর 
সৌন্দর্যের বিকাশস্থল । কতক লোক চুমু খায় এবং আপন প্রেমাস্পদকে বলে, 
তুমি খোদা । কতক স্বীয় সন্তানাদির ক্ষেত্রে বাড়াবাড়ি করে এবং ঈশ্বরত্বের 
দাবী করে ইত্যাদি ।১ 


এ ছিল এমন একটি যুগ যখন আল-মালিকু'ন-নাসির মুহাম্মদ ইবনে 
আল-জাশনগীর ছিলেন সাম্রাজ্যের উযীরে আ'জম ও সকল দণ্ডমুণ্ডের কর্তা । 
জাশনগীর শায়খ নস্র আল-মুনজীর একজন ভক্ত ও মুরীদ ছিলেন এবং তিনি 
শায়খ ইবনে 'আরাবীর প্রতি অতিরিক্ত ভক্তি-শ্রদ্ধার ভাব পোষণ করতেন । শায়খ 
সম্পর্কে ইবনে তায়মিয়া (র) যে ধারনা পোষণ করতেন এবং যে ধারণা তিনি 
মাঝে মাঝেই বক্তৃতার মাঝে ও লিখিতাকারে প্রকাশও করতেন সে সম্পর্কে 
খবরা-খবর মিসরেও গিয়ে পৌছুত। আর এটাই শায়খ নস্র আল-মুনজীর 
ক্রোধের উদ্বেকের জন্য যথেষ্ট ছিল৷ জাশনগীর সাধারণ তৃকী আমীরদের ন্যায় 
মামুলী লেখাপড়া জানতেন যদিও সামরিক প্রতিভা ও প্রশাসনিক ক্ষেত্রে তিনি 
যথেষ্ট যোগ্য ছিলেন। তিনি তার শায়খ-এর মতামত দ্বারা প্রভাবাম্বিত ছিলেন 
এবং ইবনে তায়মিয়া (র) সম্পর্কে সেমত ধারণাই পোষণ করতেন যেমন ধারণা 
পোষণ করতেন তার শায়খ । সিরিয়া ছিল মিসর সাম্রাজ্যের একটি প্রদেশ এবং 
সকল দিক দিয়েই এর অধীনস্থ । মিসরের সুলতান এমন সব লোককে ডেকে 
পাঠাবার ও তাদের সম্পর্কে ফয়সালা প্রদানের অধিকার রাখতেন, যারা তার 
দৃষ্টিতে সাম্রাজ্যের শান্তি-শৃঙ্খলা রক্ষা ও জন-নিরাপত্তার পক্ষে ক্ষতিকর কিংবা 
কোনরূপ গোলযোগ ও বিশৃঙ্খলা সৃষ্টির কারণ হতে পারেন। সাধারণত ব্যক্তিগত 
ঝৌক বা প্রবণতা কিংবা দরবারী লোকদের অভিপ্রায় কিংবা অভিরুচি এর পেছনে 
কাজ করত । সে সময়ও অবস্থা তাই ছিল। সাম্রাজ্যের উযীর আ“জম-এর শায়খ 
নস্র আল-মুনজীর ইবনে তায়মিয়া (র)-র সঙ্গে শত্রুতা ছিল আর তিনি ইমামকে 
নিপীড়ন ও শাস্তির শিকারে পরিণত করতে চাচ্ছিলেন। 


মিসরে ইবনে তায়মিয়া (র) 


যা-ই হোক, ৭০৫ হিজরীর ৫ই রমাদান তারিখে সিরিয়ায় ইবনে তায়মিয়া 
(র)-র নিকট মিসরে হাযির হবার ডাক এসে পৌছে । এতে তার বন্ধু-বান্ধব ও 
ছাত্রকুল খুবই উদ্বেগাকুল হয়ে ওঠে ৷ নায়েবু'স-সালতানাত (যিনি তীর প্রতি 
সহানুভূতিপ্রবণ ও অন্যতম ভক্ত ছিলেন) তাকে বাধা দিতে চেষ্টা করেন এবং 
বলেন, আমি ইতিমধ্যেই সুলতানের সঙ্গে পত্র যোগাযোগের মাধ্যমে তাকে 


7555 333 ১ পৃষ্ঠ ৫২। 


www.almodina.com 


৮৪ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 


বোঝাবার ও ব্যাপারটার একটি নিষ্পত্তি ঘটাবার চেষ্টা করছি। কিন্তু ইবনে 
তায়মিয়া (র) সফরের জন্য এক পায়ে খাড়া ছিলেন। তিনি বললেনঃ মিসর 
সফরের ভেতর আমি অনেক কল্যাণ ও লাভের সম্ভাবনা দেখতে পাচ্ছি । শেষাবধি 
বন্ধু-বান্ধব ও গুণগ্রাহী ভক্তবৃন্দ নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও তাকে সজল চোখে বিদায় 
জানান। জনতা বহু দূর অবধি তার অনুগমন করেছিল আর বিপদাশংকায় সবার 
মন ছিল ব্যথা ভারাক্রান্ত । 


দামিশক থেকে রওয়ানা হয়ে গাযযার জামি মসজিদে এক বিরাট 
সমাবেশে তিনি দর্স প্রদান করেন। 


বন্দী ও মুক্তি 

২২শে রমাদান তারিখে তিনি মিসর এসে পৌছেন। সেদিন ছিল শুক্রবার । 
জুমু'আ বাদ কেল্লার ভেতর এক বিরাট মজলিস অনুষ্ঠিত হয় । এতে বিচার 
বিভাগের সদস্যবর্গ ও সাম্রাজ্যের পদাধিকারী ব্যক্তিবৃন্দ অংশ নেন। ইবনে 
তায়মিয়া (র) সেখানে আলোচনার সূত্রপাত করতে চাইলেন, কিন্তু তাকে 
অনুমতি দেওয়া হয়নি। উপস্থিত কতিপয় ব্যক্তি তার ধর্ম-বিশ্বাস (আকীদা) ও 
কতক মসলা৯-মাসায়েলের ব্যাপারে আপত্তি তোলেন । এর জওয়াব দেবার জন্য 
তিনি হাম্দ ও ছানা পাঠ করে যেই বক্তব্যের সুচনা করতে গেলেন অমনি তাকে 
বলা হল, আমরা আপনার খুতবা শোনার জন্য এখানে সমবেত হইনি । অতঃপর 
তিনি জানতে চাইলেন, আমার এই মকদ্দমায় সালিসী করবেন কে আর কেই-বা 
রায় প্রদান করবেন? তাকে কাষী ইবনে মাখলুফ মালিকীর২ নাম বলা হয়। তিনি 
তখন তাকে (মাখলুফ মালিকীকে) বললেনঃ আপনি তো আমার প্রতিপক্ষ । 
প্রতিপক্ষ হিসাবে আপনি কি করে সালিসী করতে পারেন? এতে তিনি অত্যন্ত 
রাগাৰিত হন এবং ইবনে তায়মিয়ার বিরুদ্ধে রায় ঘোষণা করেন৩ যার 
পরিণতিতে তিনি কিছুকাল বুরুজে বন্দী থাকেন । অতঃপর “ঈদের রাত্রে মিসরের 
'জুব' (2) কূপ নামক বিখ্যাত কয়েদখানায় তাকে তার ভাই শরফুদ্দীন 
‘আবদুল্লাহ ও যয়নুদ্দীন ‘আবদুর রহমানসহ স্থানান্তরিত করা হয়ঃ পরবর্তী বছর 


১. এই ‘আকীদা ও মসলা ছিল প্রাচীন কালাম শাস্ত্রবিষয়ক যার ওপর দামিশুকে একবার নয়, দু'বার 
নয়, বারবার আলোচনা ও বিতর্ক অনুষ্ঠিত হয়েছে । এ নিয়ে ইবনে তায়মিয়া (র) বই-পুস্তকও 
লিখেছিলেন । উদাহরণস্বরূপ বলা যায়, ১৯|| ৮০ :! ২5! - এর হাকীকত- 
আল্লাহ্র কালামের হাকীকত এবং হরফ ও আওয়াজের আলোচনা । 

২. মিসরে ইবনে তায়মিয়ার বিরাট প্রতিদ্বন্দ্বী ছিলেন। 

৩. এই বৈঠকের স্মৃতিচারণ স্বয়ং ইমাম ইবনে তায়মিয়া একটি চিঠিতে লিখেছেন। সম্প্রতি 

8. ইবনে কাছীর, ৩৮ পাষ্টা 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ৮৫ 


অর্থাৎ ৭০৬ হিজরীতে “ঈদের রাতে নায়েব-এ মিসর কয়েকজন বিচারপতি ও 
ফকীহ্‌্র পক্ষ থেকে ইবনে তায়মিয়া (র)- কে মুক্তি দানের জোর তৎপরতা 
চলে৷ উপস্থিত কয়েকজন মুক্তির জন্য কতিপয় "আকীদা থেকে প্রত্যাবর্তনের 
প্রকাশ্য ঘোষণা দানের শর্ত আরোপ করে । ইবনে তায়মিয়া (র) ব্যাপারটা 
জানতে পেরে এ ধরনের ঘোষণা প্রদান করতে পরিষ্কার অস্বীকার করেন । ছ'বার 
তাকে দাওযাত জানান হয় যেন তিনি স্বয়ং এসে এ বিষয়ে আলাপ-আলোচনা 
করেন। কিন্তু তিনি তাতেও রাযী হন নি। তার জওয়াব বরাবর একই ছিল, 
«ll yc Ls dl =! ০৯৮এ। (তারা আমাকে যে বিষয়ের দিকে 
আহ্বান করছে, তার তুলনায় জেলখানা আমার নিকট অধিকতর পসন্দনীয়)।১ 


স্বয়ং শায়খুল ইসলামের ভাষায় মতপার্থক্যের ভিত্তি ও মতামত বিশ্লেষণ 


সৌভাগ্যের বিষয়, স্বয়ং শায়খুল ইসলাম (র) তার একটি পুস্তকে মিসরের 
বিতর্ক সভা, অতঃপর কারাবন্দী থাকাকালীন বিভিন্ন ঘটনা, মুক্তির ব্যাপারে জোর 
তৎপরতা ও শায়খ কর্তৃক তা অস্বীকার, এতদসত্বেও স্বীয় মত ও পথের 
ব্যাখ্যা-বিশ্লেষণ নিজেই করেছেন । পুস্তকটি অতি সম্প্রতি প্রকাশিত হয়েছে । এই 
পুস্তকের মাধ্যমে বহু নতুন নতুন ও জরুরী বিষয় সম্পর্কে জানা গেছে। উক্ত 
পুস্তকের বিভিন্ন স্থান থেকে তার কিছু উদ্ধৃতি এখানে পেশ করা হচ্ছে।২ 
একদিন জেলের দারোগা আমার নিকট এলেন এবং বললেন ঃ নায়েব-এ 
মিসর আপনাকে সালাম জানিয়েছেন এবং বলে পাঠিয়েছেন, শেষ পর্যন্ত 
আপনি কত দিন জেলে থাকতে চান? জেল থেকে বের হবার আপনার কি 
আদৌ ইচ্ছে নেই? আপনি কি এখনও আপনার “সেই কথা"র ওপর অনড় 
ও অটল রয়েছেন? আমি ধারণা করলাম যে, এই লোকের মারফত কোন 
মৌখিক পয়গাম পাঠানো সমীচীন হবে না (এজন্য যে, জানি না সে ঠিকমত 
পয়গাম পৌছুতে পারবে কিনা)। আমি তখন তাকে বললাম, নায়েব 
সাহেবকে আমার সালাম দেবেন এবং বলবেন, আমি জানি না সেই কথাটা 
কি? আমি তো আজ পৰ্যন্ত এটাই জানতে পারলাম না, কোন্‌ অপরাধে 
আমাকে বন্দী করা হয়েছে এবং আমার কসূরই বা কি। অধিকন্তু আমি 
আপনার প্রেরিত পয়গামের জওয়াব কোন ভূত্যের মুখে পাঠাতে চাই না। 
১. ইবনে কাছীর, ৪২ পৃষ্ঠা । 
২. এই পুস্তিকাটি দামিশৃকের বিখ্যাত কুতুবখানা "আজ-জাহিরিয়্যা"তে শায়খ-এর আপন ভ্রাতা ও 
জেলখানার সাথী শায়খ শরফুদ্দীন ইবনে তায়মিয়ার হস্ত লিখিত বর্তমান ছিল । আমার পরম 
বন্ধু শায়খ মুহাম্মদ আবদুর রাযযাক হামযা, হারাম শরীফের সাবেক ইমাম-এর আন্তরিক 


প্রচেষ্টায় ও শায়খ মুহাম্মদ নাফীনের ব্যবস্থাপনায় ও তন্তাবধানে আরও কতিপয় পুস্তিকাসহ এটি 
প্রকাশিত হয়েছে । সংকলনের নাম "মাজমু'আ 'ইলমিয়া" 


www.almodina.com 


শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 


আপনি আপনার বিশ্বস্ত লোকদের থেকে এমন চারজনকে পাঠাবেন যারা 
সমঝদার হবেন, সত্য কথনে নিভীক ও আমানতদার হবেন যাতে করে 
আমি তাকে কোনরূপ না বাড়িয়ে-কমিয়ে কথা বলতে পারি । কেননা আমি 
জানি, আমার এ ব্যাপারে অনেক রকম মিথ্যাচার ও বিকৃতির আশ্রয় গ্রহণ 
করা হয়েছে। 


এরপর দারোগা এলেন এবং তার সঙ্গে ছিলেন আরো একজন ৷ তাকে আমি 
চিনতাম না। কিন্তু লোকেরা আমাকে বলল, তার নাম “আলাউদ্দীন 
আত-তাবরিসী । যারা তাকে জানত এবং চিনত তারা তার প্রশংসাও করে। 
লোকে জানে, আল্লাহ্‌ তা'আলা আমাকে ধৈর্য, সহ্য গুণ ও যে কোন ধরনের 
তিক্ত কথা শোনার মত শক্তি দান করেছেন এবং যে কোন সাধারণ ও ইতর 
শ্রেণীর লোকের সঙ্গেও আমি ন্যায় ও ইনসাফের সঙ্গে কথা বলি। সেক্ষেত্রে 
শাসন ক্ষমতায় অধিষ্ঠিত এবং রাষ্ট্রের দায়িত্বশীল লোকের সঙ্গে কথা বলার 
বেলায় তো কথাই নেই ৷ কিন্তু দেখতে পেলাম তারা আমার সঙ্গে এমন 
পন্থা অবলম্বন করল, যদৃদ্বারা পরিমাপ করা যাচ্ছিল, তারা তাদের দাবী মেনে 
নেবার জন্য আমাকে বাধ্য করতে চাচ্ছিল। তারা একটি চিরকুটও বের 
করল যাতে সংঘটিতই হয় নি এমন সব ঘটনা, মিথ্যা ও মনগড়া কথা 
লেখা ছিল এবং তাতে পরিষ্কার আল্লাহ্‌র নাফরমানীর দিকে আহ্বান ছিল । 
আমি যখন তাদেরকে এর জওয়াব দিতাম এবং তাদেরকে আমার পয়গাম 
পেশ করতাম তখন তারা তা শুনবার জন্য তৈরি থাকত না, বরং তারা 
তাদের দাবী মেনে নেবার জন্য পীড়াপীড়ি করত এবং ওয়াদা নিতে চাইত, 
আমি আর আমার আগের কথায় ও মতে ফিরে যাব না (যদিও কুরআন ও 
হাদীসে আলোচনা-সমালোচনার ক্ষেত্রে নসর ও মিষ্ট ভাষা ব্যবহারের নির্দেশ 
এসেছে। কিন্তু জুলুম করা হলে সেক্ষেত্রে জালিমের বিরুদ্ধে কঠোর ও কর্কশ 
ভাষা ব্যবহারের ও আত্মমর্যাদাবোধে উদ্দীপ্ত হবার নির্দেশ রয়েছে)। কথা 
বলার একটা পর্যায়ে আমি তাদেরকে বললাম, এ ব্যাপারে আমার ফয়সালা 
করবার অধিকার নেই । এ ব্যাপারটা তো আল্লাহ্‌, তদীয় রসূল (স) ও 
ইখতিয়ার আমার নেই । আর আমি তোমাদের কিংবা অপর কারুর কারণে 
দীন ইসলাম থেকে সরে যেতে পারছি না, তেমনি পারি না মিথ্যা কিংবা 
অপবাদের স্বীকৃতি দিতে । 


যখন আমি দেখলাম, তারা এর ওপর পীড়াপীড়ি করছে তখন আমি কড়া 
ভাষায় কথা বলি । আমি তাদের বললাম ঃ বাজে কথা ছেড়ে দাও । গিয়ে 
নিজের চরকায় তেল দাও গে ! আমি তোমাদের কারুর কাছে এ দরখাস্ত 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ৮৭ 
করিনি, আমাকে জেল থেকে বের করে নিয়ে যাও। সে সময় উপরের দরজা 
বন্ধ ছিল। আমি বললাম ঃ দরজা খোল; আমি চলে যাচ্ছি। যা-ই হোক, 
এভাবেই আলোচনার যবনিকাপাত ঘটল । 
আমি দূতকে বলেছিলাম, আমি এসব মসলা-মাসায়েলের ক্ষেত্রে যা কিছু 
লিখেছি কিংবা বলেছি তা সব সময় কোন না কোন প্রশ্ন ও ফতওয়া চাওয়ার 
প্রেক্ষিতে জওয়াব হিসাবে লিখেছি, বলেছি। আমি এ মসলা-মাসায়েলের 
ব্যাপারে কাউকেই প্রথমে চিঠি লিখিনি কিংবা নিজের থেকে উদ্যোগী হয়ে 
কাউকে সন্বোধনও করি নি। কোন সত্য-সন্ধানী যখন আমার নিকট আসে, 
বারবার আমাকে জিজ্ঞাসা করে, ধর্মের দৃষ্টিকোণ থেকে সেক্ষেত্রে কি আমি 
সত্য গোপন করব কিংবা সে রকম সুযোগ আছে কি! অথচ নবী করীম 
সাল্লাহু ‘আলায়হি ওয়া সাল্লাম বলেন, 

২০511 ৯১১ Alea aii 4৮/৮০/5০০০: ৩ 

- El ০ ৮৮৯০ 
“ইল্ম বা জ্ঞানের সম্পর্কে কাউকে যদি কিছু জিজ্ঞাসা করা হয় যে সম্পর্কে 
সে জানে, অতঃপর সে যদি তা গোপন করে তবে আল্লাহ্‌ পাক কিয়ামতের 
দিন তার মুখে আগুনের লাগাম পরিয়ে দেবেন। 


অপর দিকে আলাহ্‌ পাক বলেন ঃ 
Lar ৬১411 ৮5511 mln LSE sll 

- ৯১০১৭ ১৪১5 3 41411 ১৫৮15441531 ৮5441 A ০০৮১4 ১৮০ 

আমি মানুষের জন্য কিতাবে যে সব স্পষ্ট নিদর্শন ও পথ-নির্দেশ নাযিল 

করেছি তা স্পষ্টভাবে ব্যক্ত করার পরও যারা তা গোপন রাখে আল্লাহ 

তাদেরকে লা'নত দেন এবং অভিশাপকারিগণও তাদেরকে অভিশাপ দেয়। 
[সূরা বাকারা, ১৫৯ আয়াত] 

এখন আমি তোমাদের বলায় কি সত্যাবেষীর জিজ্ঞাসার জওয়াব দানে 

গড়িমসির আশ্রয় নেব যাতে আমাকেও কুরআন বর্ণিত পরিণতির সম্মুখীন 

হতে হয়ঃ সুলতান কি আমাকে তা করতে বলেন ? অথবা অপর কোন 

মুসলমান? আসল কথা এই যে, তোমরা এই সব ভিত্তিহীন কথার 


ভিত্তিতেই, যে সব কথা তোমাদের কাছে গিয়ে পৌছেছে, বাদশাহর হুকুমকে 
ঢাল বানাতে চাও। 


www.almodina.com 


শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 


এরপর দূত বলল, জনাবে ওয়ালা! কথার মাঝে বাদশাহ্‌র নাম দয়া করে 
টেনে আনবেন না । কেউ বাদশাহর শানে কথাবার্তা বলে না । আমি বললামঃ 
জী, হ্যা! এ সময় কেউই বাদশাহর ব্যাপারে কোন কিছু কথা শুনতে সাহস 
করে না। আর এই যে ফেতনা তা এজন্যই । আমি সিরিয়া থেকেই একথা 
শুনেছিলাম, আমি বাদশাহর সমালোচনা করেছি বলে আমাকে অপবাদ 
দেওয়া হচ্ছে এবং তাকেও অপবাদ দেওয়া হয়েছে। কিন্তু আমি মনে 
করতাম, কেউ একথা বিশ্বাস করবে না। 


আমি তাকে বললাম, এ ব্যাপারে যে ক্ষতি হবে তজ্জন্য আমি দায়ী হব না। 
আমার ভয় কিসের আর কিসেরই বা আশংকা! এই মামলায় আমি যদি 
মারা যাই অর্থাৎ আমাকে যদি মেরে ফেলা হয় তাহলে আমি উন্নত দর্জার 
শাহাদত লাভ করব । আর এটা আমার জন্য বিরাট সৌভাগ্যের বিষয় হবে। 
কিয়ামতের দিন আমাকে সন্তুষ্ট করা হবে । আর যারা আমার হত্যার নিমিত্ত 
হবে, এ ব্যাপারে কোন না কোন ভূমিকা পালন করবে, কিয়ামত পর্যন্ত তারা 
লা'নত ও অভিশাপের পাত্র হবে। এজন্য যে, সমগ্র উম্মতে মুহাম্মদী জানে, 
আমি ন্যায় ও সত্যের ওপর মারা যাচ্ছি, যে ন্যায় ও সত্যসহ আল্লাহ পাক 
তদীয় রসূলকে প্রেরণ করেছেন । আর যদি আমাকে বন্দী করা হয় তাহলে 
কসম আল্লাহ্র! আমার বন্দিত্ব আল্লাহ্র পক্ষ থেকে একটি বিরাট নে'আমত 
হিসাবে পরিগণিত হবে । লোক আমার থেকে কিছু ছিনিয়ে নেবে এমন ভয় 
আমার নেই। আমি কোন মাদরাসার প্রিন্সিপাল নই, তত্ত্বাবধায়কও নই । 
আমার কোন জায়গা-জমিও নেই, নেই বিত্ত-সম্পদ ৷ রাষ্ট্রীয় ক্ষমতার আমি 
মালিক নই, রাষ্ট্রীয় পদেও আমি সমাসীন নই । কি আছে আমার ছিনিয়ে 
নেবার ( যেজন্য আমি ভীত ও শংকিত হব) ? কিন্তু এ ব্যাপারে যা কিছু 
ক্ষয়ক্ষতি তা তোমাদেরই হবে এজন্য যে, যারা এ ব্যাপারে সিরিয়ায় বসে 
এবং তোমাদের ধর্মের, তোমাদের রাষ্ট্রের ক্ষতি সাধন করা । তাদের কেউ 
কেউ তাতারীদের দেশে গেছে এবং কেউ কেউ এখনো সেখানেই অবস্থান 
করছে। সেই সব লোকই তোমাদের দীন-দুনিয়া দু'টোই বরবাদ করতে উঠে 
পড়ে লেগেছে এবং আমাকে নিছক ঢাল বানিয়েছে । কেননা তারা জানে, 
আমি তোমাদের বন্ধু ও শুভাকাঙক্ষী এবং আমি তোমাদের ইহলৌকিক ও 
পারলৌকিক উভয় জগতেরই কল্যাণ চাই । এ ব্যাপারে আরও বহু কিছু কথা 
পর্দান্তরালে রয়ে গেছে যা সময়ে প্রকাশ পাবে। অন্যথায় মিসরে কারুর 
সঙ্গেই আমার কোন শত্রুতা ছিল না, ছিল না কোন বিরোধ । আমি 
সদা-সর্বদাই মিসরবাসীদের প্রিয়পাত্র, তাদের এবং তাদের শাসক ও 
“আলিম-উলামার বন্ধ ও মদদগার থেকেছি। 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ৮৯ 
সে বলল £ সুলতানের নায়েবকে গিয়ে আমি কি জওয়াব দেব? 


তাকে সালাম বলবে এবং আমার পয়গাম পৌছে দেবে, আমি বললাম । 
আপনি তো অনেক কথাই বলেছেন, সে বলল। 

আমি বললাম ঃ মোটামুটি কথা, এই চিরকুটে যা কিছু আছে তার একটা 
বড় অংশই মিথ্যা । অবশ্য এই কথাটা ২৪৪ $+! আমি বলেছি এবং 
মালিকী মযহাবভুক্ত ও মালিকী মযহাববহির্ভত 'আলিমগণের অনেকেই 
লিখেছেন যে, এর ওপর আহলে সুন্নত ওয়া'ল জামা'আতের ইজমা" 
(একমত্য) প্রতিষ্ঠিত হয়েছে । তাদের পূর্ববর্তী বুযুর্গ ও এই উম্মতের ইমাম 
ও মহান “উলামায়ে কিরামের কেউই এমত অস্বীকার করেন নি। তা আমি 
এমন একটি সর্বসম্মত *আকীদাকে, যাকে কোন “আলিমই অস্বীকার করেন 
নি, কি করে ছাড়তে পারি? “আল্লামা আবূ “উমার ইব্‌ন “আবদি'ল-বার্র 
বলেন $ 


৬৪ 0৫15 5১১1|। ০ ৮৬৮০4091981 515 osc ২৮) Jal 
salle Yai Le ৮৯৯৩ ৫ ০৮৪১ ১- lly SII 
১১১৯১ 4৮০ 4৯ LIE DUES ৩১৯৪০১১৯১81 
৬০০ ৮১১৪। ০ | Urs 8৮৯1 515 ৬১০ 07 ৬৯০১৩ 
-২2৮৯৯11 ২০১1 ৯৯৩ ds) ২১৭৪ 44101 ০৮5 *ঃ ৮৮১ 
কুরআন ও হাদীসে আল্লাহ্‌ তা'আলার যেসব সিফাতের (গুণ বা গুণবাচক 
নামের) উল্লেখ আছে তার স্বীকৃতি ও তার ওপর ঈমান আনয়নের 
অপরিহার্যতা এবং এসব সিফাতের প্রত্যক্ষ অর্থ গ্রহণ ও পরোক্ষ অর্থে তার 
ব্যবহার না করার অনুকূলে আহলু*স-সুন্নাহ ওয়াল-জামাআতের ইমামগণের 
মধ্যে ইজমা" (একমত্য) প্রতিষ্ঠিত হয়েছে । তারা এ সব সিফাতের 


কোনরূপ দূরতম ব্যাখ্যা (তা'বীল) গ্রহণেরও পক্ষপাতী নন এবং এসব 
গুণকে সীমাবদ্ধ করতেও প্রস্তুত নন। 


পক্ষান্তরে বিদ'আতপন্থিগণ, যেমন জাহমিয়া, মু'তাঘিলাদের সমস্ত উপদল ও 
খারিজী, এরা সকলেই আহলে সুন্নাতের উপরিউক্ত আকীদা প্রত্যাখ্যান 


www.almodina.com 


৯০ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 
করেছে। তারা উল্লিখিত সিফাতসমূহের প্রত্যক্ষ অর্থ গ্রহণ করে না এবং 
মনে করে, যারা এ সব গুণ (হাত, পা, কান, চোখ ইত্যাদি) স্বীকার করে 
তারা মুশাব্বিহা (আল্লাহ্র সাদৃশ্য কল্পনাকারী)। তাদের. মতে, যারা তা 
স্বীকার করে তারা মা'বৃদের বৈশিষ্ট্য নাকচকারী । 
এ ব্যাপারে তাদের কথাই সঠিক যারা আল্লাহ্র কিতাব ও রাসূলুল্লাহ 
(স)-এর সুন্নতের বক্তব্য অনুযায়ী মত প্রকাশ করেছেন৷ আর তারা হলেন 
আহ্লু'স-সুন্নাতের ইমামগণ । 
“আশ-শায়খু'ল ‘আরিফ আবু মুহাম্মদ 'আবদুল কাদির গীলানী (র) তদীয় 
'গুনিয়াতু'স্তালিবীন' নামক গ্রন্থে বলেন ৪ 


৯০ 401 ৬০ ৬১৯১১ ১১৮] 15 ৬১৮৮৮ 7511 ++৯১৯3 
» ০৮2৮০১১০০ «alc 
তিনি উচ্চ মর্যাদার দিক থেকে আরশের ওপর সমাসীন, সমগ্র বিশ্বজাহান 
পরিবেষ্টনকারী এবং সমস্ত কিছুর জ্ঞান তার আয়ত্তাধীন । 


একটু সামনে এগিয়ে বলেন ঃ 
us salt be I রি. 
S23 ৮৮৯৮৯ ৪:৬৯৯৬৬৮৯৬৬৪ idl de ৩৯৯০৭। এ US Syl 
৮৮5 55111 21 al SHEE SO CHU” 
১ 
কী কিনা 
তার প্রতি এরূপ কথা আরোপ করা জায়েয নয় যে, তিনি সর্বত্র বিরাজমান, 
বরং এভাবে বলতে হবে, তিনি আসমানী জগতে আরশের ওপর সমাসীন । 
যেমন আল্লাহ্র বাণীঃ দয়াময় আরশে সমাসীন (সূরা ৩২ £ ৫)1...... 
“সমাসীন' থাকার এই গুণকে কোনরূপ পরোক্ষ বা দূরতম ব্যাখ্যার 


(তা"বীল) আশ্রয় ব্যতীত গ্রহণ করা উচিত। আর তা হচ্ছে, তার সত্তা 
আরশের ওপর সমাসীন। 


ইবনে মাখলুফ (তা'বীলের মাধ্যমে) যে 'আকীদা-বিশ্বাসের প্রকাশ ঘটান তা 
স্বয়ং ইমাম মালিক (র) ও তার সাথী ইমামগণ এবং আবুল হাসান 


১. শায়খ (র) তার বক্তব্যের সমর্থনে মযহাব চতুষ্টয়ের বিখ্যাত +আলিমদের আরও বহু উক্তির 
উদ্ধৃতি দিয়েছেন । এখানে আমরা মাত্র দু'টি পেশ কলাম 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ৯১ 
আশ'আরী ও তীর সঙ্গী ইমামদের সমস্ত নস-এর খেলাফ | তারা সকলেই 
এরই ব্যাখ্যা দান করেছেন আমরা যা বলছি। এরই ওপর ভিত্তি করে হাম্বলী 
মযহাবের অনুসারিগণ ও আশ'আরীপস্থীদের মধ্যে সন্ধি ও সমঝোতা 
প্রতিষ্ঠিত হয় এবং জনগণের মধ্যে এক্য ফিরে আসে । যখন হাম্বলীগণ এ 
সম্পর্কে আবুল হাসান-আশ'আরীর উক্তি খুজে পেল তখন তারা বলল, এটা 
তো শায়খ আল-মুওয়াফফাক১-এর কথার থেকে ভাল। আর এভাবেই 
তাদের ভেতরকার সব রকমের ঈর্ষা-বিদ্বেষ দূরীভূত হয় এবং শাফি'ঈ ফকীহ 
প্রমুখের মুখ দিয়ে বেরিয়ে যায় ঃ 

- ala ll ২০4৫ SUSI ৬1০ 411 | 
মুসলিম এক্যের জন্য আল্লাহর যাবতীয় প্রশংসা । 
আমারও 'আকীদা এই ঃ 


» ২৯১০ 
তিনি আরশের ওপর সমাসীন রয়েছেন স্ব-সত্তায়, কোনরূপ পরোক্ষ তাৎপর্য 
ও সাদৃশ্য কল্পনা ব্যতিরেকেই। সে বলল £ আপনি এটা লিখে দিন এবং 
এটাই মেনে চলুন । আমি বললাম £ ঠিক এই সব শব্দেই তোমাদের কাছে 
আমার এঁ "আকীদা লেখা আছে এবং এ বিষয়ের ওপর দামিশৃকেও প্রচুর 
আলোচনা হয়েছে। তদুপরি এর ওপর মুসলমানরাও একমত । এখন আমি 
এ ব্যাপারে আর কি বৃদ্ধি করব? 


আমি তাকে আরও বললাম, আমি পঞ্চাশটিরও বেশী কিতাব সরবরাহ 
করেছি, যেগুলোর সবটিই মুহাদ্দিছীন কিরাম, সুফিয়ান 'ইজাম, 
মুতাকাল্লিমীন ও মযহাব চতুষ্টয়ের “আলিম ও ফকীহগণের কিতাব। আর 
সব কিতাবই আমার মত সমর্থন করছে। অতঃপর আমি আমার 
বিরোধীদেরকে তিন বছর সময় দিচ্ছি, তারা এ সময়ের ভেতর এর বিরুদ্ধে 
একটি হরফও ইসলামের ইমামগণের থেকে প্রমাণ করে দেখাক । এখন 
বলুন, আমি কি করব! 


চাপরাশী চলে যাবার পর জেল দারোগা এলেন এবং বললেন £ নায়েব-এ 
সুলতান আপনাকে সালাম জানিয়েছেন এবং আপনাকে আপনার "আকীদা 
সম্পর্কে নিজ হাতে লিখে দিতে বলেছেন । আমি বললাম ঃ নায়েব সাহেবকে 
আমার সালাম দেবেন এবং আমার পক্ষ থেকে বলবেন, এ মুহূর্তে আমি 


১. শায়খ মুওয়াফফাক উদ্দীন ইবনে কুদামা . যার ঝোক হাম্বলী মযহাবের তা'বীলের দিকে । 


www.almodina.com 


৯২ 


শায়খুল ইসলাম হাফিজ ইবন তায়মিয়া (র.) 


যা-ই কিছু লিখি না কেন, লোকে বলবে, শায়খ (র) তার আগেকার 
‘আকীদার ভেতর স্তাস-বৃদ্ধি ঘটিয়েছেন অথবা তিনি তার ‘আকীদা পরিবর্তন 
করেছেন । ঠিক আজকের মতই দামিশকে যখন আমার বিরোধীরা আমাকে 
আমার "আকীদা লিখে দেবার দাবী জানিয়েছিল, তখনও আমি আমার 
আগের লেখাই পেশ করেছিলাম । আমি বললাম, সিরিয়ায় তিনটি মজলিসে 
পঠিত “আকীদা এটিই এবং সিরিয়ার ভাইসরয় সরকারী ডাকের সঙ্গে তা 
আগেই পাঠিয়েছেন । আর এ সব লেখাই আপনার কাছে বর্তমান রয়েছে । 
তা ছাড়া ‘আকীদা এমন কোন জিনিস নয় যা আমি আমার পক্ষ থেকে 
মনগড়াভাবে উদ্ভাবন করব, এমন কি দৈনিক একটি করে "আকীদার ঘোষণা 
দেব। আমি আগে যে “আকীদা প্রকাশ করেছি সেই “আকীদাই এখনো 
পোষণ করি এবং আপনাদের কাছে আমার যে লেখা রয়েছে সেটি আমারই 
লেখা । আপনারা সেটি দেখে নিন। এরপর তিনি ফিরে গেলেন । কিছুক্ষণ 
পর পুনরায় আসলেন এবং আমাকে কিছু লিখে দিতে বললেন । আমি 
বললাম ঃ বলুন, আমাকে কি লিখতে হবে? তিনি আমাকে ক্ষমাপত্র জাতীয় 
কিছু এবং আমি যেন কারুর সঙ্গে বিবাদ কিংবা বিরোধিতায় লিপ্ত না হই এ 
ধরনের অঙ্গীকারনামা লিখে দিতে বললেন । আমি তাকে আমার সম্মতির 
কথা জানিয়ে বললাম £ দেখুন, কাউকে কষ্ট দেওয়া আমার উদ্দেশ্য নয়: 
কারুর থেকে প্রতিশোধও আমি নিতে চাই না, তেমনি কারুর ওপর ঝাপিয়ে 
পড়া কিংবা কাউকে আক্রমণ করাও আমার ইচ্ছা নয়। এমন সকলকেই 
আমি মাফ করছি যারা আমার সঙ্গে বাড়াবাড়ি করেছে । আমি এটা লিখে 
দিতে চাইলাম । এরপর আমি বললাম, এটা লেখার কোন নিয়ম নেই। 
কেননা মানুষ তার হক মাফ করে দেবে, এটা লেখার অপেক্ষা রাখে না। 


আমি তাকে আরও বললাম, শায়খ নস্র আল-মুনজীকে প্রকৃত অবস্থা 
সম্পর্কে অবশ্যই অবহিত করা দরকার যাতে তিনি চেষ্টা-তদবীর করে এর 
কিছুটা সংস্কার-সংশোধন ও ইন্তেজাম করেন। আমার একমাত্র লক্ষ্য হল 
আল্লাহ ও তদীয় রসূল (স)-এর আনুগত্য । আর যে জিনিস আমি আসলে 
বিপজ্জনক মনে করি তা হল মিসরবাসীদের পারস্পরিক মতবিরোধ এবং 
একে অপরের কোন কথাকে কেন্দ্র করে না জানি কোথাও গোলযোগ ছড়িয়ে 
পড়ে যা শুরু হয়ে গেছে ! আর সিরিয়ায় যা কিছু ঘটেছে তা তো আপনার 
জানাই আছে, অথচ মিসরের তুলনায় সিরিয়ায় এক্যের সম্ভাবনা অনেক 
বেশী । আমি আল্লাহ্র কসম দিয়ে বলছি, গোলযোগের আগুন নেভাতে (তা 
সে মিসরেই হোক অথবা অন্য কোথাও) সাহায্যের হাত বাড়িয়ে দেবার 
ক্ষেত্রে আমি সবার অগ্রগামী থাকব এবং কল্যাণ ও মঙ্গলের প্রতিষ্ঠায় আমি 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ৯৩ 


কারুর পেছনে থাকব না। আমি এও বলছি, ইবনে মাখলুফ আমার সঙ্গে যে 
ব্যবহারই করুক, আমি সাধ্যমত তার সঙ্গে ভাল ব্যবহারই করব । তার 
কল্যাণ কামনায় আমি চেষ্টার কোন ত্রুটি করব না এবং তার শত্রুকেও আমি 
কখুখনো সাহায্য করব না । আর প্রকৃত মদদ ও আশ্রয়দাতা তো আল্লাহই ! 
এটাই আমার নিয়ত এবং এটাই আমার অটুট সংকল্প, অথচ সকল বিষয় ও 
যাবতীয় অবস্থা সম্পর্কে আমি ওয়াকিফহাল । কিন্তু এও আমি জানি, শয়তান 
মুমিনের দিলে গোলযোগ ও অরাজকতার বীজ নিক্ষেপ করে আর আমি 
কখখনো আমার মুসলিম ভাইদের বিরুদ্ধে শয়তানের সহযোগী হব না। 


এই যে চক্র ও পেরেশানীর হাত থেকে মুক্তি পাবার পথ হল আল্লাহ্‌র দিকে 
প্রত্যাবর্তন করা, তার নিকট ক্ষমা প্রার্থনা ও তওবা করা এবং সাচ্চা দিল 
নিয়ে তারই দরবারে আশ্রয়প্রার্থী হওয়া । কেননা তিনি ভিন্ন আর কোন 
আশ্রয় নেই। 

= 41105315553 5 0১৯১ 51131 4১৬ ০0৯4534১0০০ 4৯৪ 


এখন বাকী থাকল ইস্তিগাছা তথা সাহায্য প্রার্থনার প্রশ্ন । তা এ ব্যাপারে 
তামাম দুনিয়ার মুসলমানরা একমত এবং ইসলামের এটা সুস্পষ্ট ও অকাট্য 
মসলা যে, আল্লাহ তা*আলা ভিন্ন অপর কারুর ইবাদত, কারুর নিকট দু'আ 
ও সাহায্য প্রার্থনা কিংবা কারুর ওপর তাওয়াকুল (নির্ভর) করা জায়েয নয় 
এবং কেউ যদি আল্লাহ্‌র নৈকট্য প্রাপ্ত ফিরিশতা অথবা প্রেরিত পয়গন্বরের 
ইবাদত তথা বন্দেগী করে কিংবা তার নিকট দু'আ অথবা সাহায্য প্রার্থনা 
করে, তবে সে মুশরিক । কোন মুসলমানের পক্ষে একথা বলা জায়েয নয়, 
'হে জিবরাঈল! হে মীকাঈল ! হে ইবরাহীম! হে মুসা ! ইয়া রাসূলাল্লাহ! 
আমাকে মাগফিরাত করুন অথবা আমার ওপর রহম করুন কিংবা আমাকে 
রিযিক দিন বা আমাকে সাহায্য করুন অথবা আমার ফরিয়াদ শুনুন কিংবা 
আমার শত্রুর হাত থেকে আমাকে আশ্রয় দিন, ‘আমাকে বাচান' এবং এ 
জাতীয় আরো কথা । এ সব একমাত্র আল্লাহ্‌র জন্যই খাস । এ সব একমাত্র 
তারই বৈশিষ্ট্যের অন্তর্গত এবং এটি বিরাট গুরুত্বপূর্ণ ও বিখ্যাত মসলা। 
“উলামায়ে কিরাম যে সম্পর্কে বিস্তৃত ব্যাখ্যা-বিশ্রেষণ করে গেছেন এবং 
তারা আল্লাহ ও তদীয় রসূল (সা)-এর নির্ধারিত সীমারেখা ও 
অধিকারসমূহের ভেতর পার্থক্য বর্ণনা করে গেছেন।১ এটি ইসলামের 

১. এখানে শায়খুল-ইসলাম (র) তার বক্তব্যের সমর্থনে কুরআন পাকের বহু আয়াত ও হাদীস 
একত্র করেছেন। বিস্তারিত জানতে চাইলে দেখুন ৭1৮,১০0 ২৯৯1 ২10৮-,১ 
২০ La ale uc ১৯৯৯ 


www.almodina.com 


৯৪ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 


মূলনীতির অন্যতম । এখন তুমি দূত (ইবনে মাখলূফ) যদি ইসলাম ধর্ম ও 
খ্রিস্ট ধর্মের ভেতর পার্থক্য করতে না পার, যারা হযরত “ঈসা মসীহ ও তার 
শ্রদ্ধেয়া মাতার নিকট দু'আ প্রার্থনা করে তাহলে আমি কি করতে পারি! 
কিন্তু যারা সায়্যিদা নফীসা১-কে “রব' বানায় এবং বলে যে, তিনি ভীত-সন্তরস্ত 
করেন এবং তারা তার স্নেহের ছায়া ও প্রভাব তলে আছে, এই বিশ্বাসে তারা 
তাকে সিজদা করে এবং মানুষ যেভাবে আসমান-যমীনের রব তথা 
প্রভু-প্রতিপালকের দরবারে কান্নাভেজা কণ্ঠে দু'আ করে, ঠিক তেমনি তারা 
তার নিকট মিনতি জানায় । তারা এমন জীবিতের ওপর নির্ভর করে যার 
ইন্তিকাল হয়ে গেছে আর সেই জীবন্ত সত্তার ওপর ভরসা করে না যিনি 
চিরঞ্জীব থাকবেন, যার লয় নেই, ক্ষয় নেই এবং যিনি অবিনশ্বর । এতে 
কোনই সন্দেহ নেই, এমন সত্তাকে শরীক করা যিনি সায়্যিদা নফীসা থেকে 
উত্তম তাদের শরীক করা থেকে অধিকতর শক্তিশালী হবে ।২ 


এখন বাকী থাকল রসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলায়হি'স-সালাম-এর অধিকার 
(আমার পিতামাতা তার ওপর কুরবান হোন)। যেমন তার ভালবাসাকে 
আপন প্রাণ, সম্পর্কিত জন ও বিস্ত-সম্পদের মুকাবিলায় অগ্রাধিকার প্রদান 
করা এবং তার প্রতি ভক্তি-শ্রদ্ধা পোষণ, তাকে মর্যাদা প্রদর্শন, তার সুন্নাহর 
অনুসরণ ও আনুগত্য ইত্যাদি। তা এগুলো তো বিরাট ব্যাপার! ঠিক তেমনি 
তাকে দু'আর ভেতর ওসীলা বানানো নিঃসন্দেহে উত্তম কাজ। কিন্তু তার 
নিকট দু'আ ও আশ্রয় প্রার্থনা করা এবং তার দোহাই দেওয়া হারাম । আমি 
এ বিষয়ের ওপর Jy SLE ৮০ ০1৯11 ৯১৮-০। নামে একটি 
পুস্তক লিখেছি। এ পুস্তকে উল্লিখিত সমস্যার বিস্তারিত পর্যালোচনা ও 
বিশ্লেষণ দিতে চেষ্টা করেছি, যে বিষয়ে আমার জানা মতে এর আগে অন্য 
কোন পুস্তকে এত ব্যাপক বিশ্লেষণ ও পর্যালোচনা করা হয়নি । ঠিক তেমনি 
সে সমস্ত কায়দা-কানূন ও ঈমানের মূলনীতি সম্বন্ধেও বহু নিবন্ধ ও 
পুস্তক-পুস্তিকা আমি লিখেছি যেগুলো দীন ইসলাম সম্পর্কে অত্যন্ত 
উপকারী । 
শায়খ (নস্র আল-মুনজী)-এর গোচরে একথা আসা দরকার । আমি 
আশংকা করি, না জানি গোটা ব্যাপারটাই তার হাতছাড়া হয়ে যায় এবং তা 
নিয়ন্ত্রণের বাইরে চলে যায়! এমন কিছু না ঘটে যায়, যার খারাপ পরিণতি 
১. সায়াদা নফীসা আহলে বায়ত-এর অন্যতম এবং তার কবর কায়রোয় অবস্থিত ৷ সাধারণ মানুষ 
এ কবরকে সম্মান জানিয়ে থাকে । 


২. শায়খুল ইসলাম ইমাম তায়মিয়া (র) তওহীদ সম্পর্কিত আয়াত-ই কারীমা ও হাদীস পাক 
উদ্ধৃত করেছেন । {=| দেখুন । 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ৯৫ 


তাকে, ইবনে মাখলুফ প্রমুখকে সইতে হয়। আমি একথা এজন্য বলছি, 
আমাকে এ ধরনের কথা বলার জন্য বলা হয়েছে যা তার জন্য ক্ষতির কারণ 
হতে পারে । আমি তাতে রাষী হই নি। কেননা আমি তার আন্তরিক সুহৃদ । 
আল্লাহর কসম! আমি কখনো তার সঙ্গে প্রতারণা করি নি। যদি তার সঙ্গে 
প্রতারণা করতাম তাহলে একথা আমি প্রকাশ করতাম না (আমাকে এমন 
কথা বলতে বলা হয়েছে যা বললে তীর ক্ষতি হবে)। সৎ ও আল্লাহতীরুতার 
কাজে আমি তাদের উভয়ের সহযোগী । 

আপনি তাকে এও বলে দেবেন, সেই বুনিয়াদ যার উপর যাবতীয় 
কায়-কারবার দুরস্ত হতে পারে তা হল এই যে, সকলেই আল্লাহ্র দিকে 
প্রত্যাবর্তন করুক এবং মাহে রমযানের এই পবিত্র ও বরকতময় দশকে 
তওবা করুক । মানুষের দিল ও অভ্যন্তর ভাগ যখন ঠিক হয়ে যাবে তখন 
তার বাহ্যিক দিক আপনা-আপনি ঠিক হয়ে যাবে । “যারা মুত্তাকী ও 
পরোপকারী-আল্লাহ তাদের সঙ্গেই থাকেন।” [আল-কুরআন] 


- ৬০০৯১ ১ ০2১411515851 05341 ৮০ 4441 ৩। 
কারা অভ্যন্তরে সংস্কার প্রয়াস, তা*লীম ও তার প্রভাব 


আল-কাওয়াকিবু'দুর্রিয়ার লেখক শায়খুল ইসলামের সমসাময়িক ও সহপাঠী 
শায়খ যখন মজলিসে গেলেন, দেখতে পেলেন, কয়েদীরা খেল-তামাশা ও 
আমোদ-প্রমোদে মত্ত। আর এভাবেই তারা নিজেদের মনকে ভুলিয়ে রাখে 
এবং সময় কাটায় । তাস, দাবা প্রভৃতি খেলার বেশ প্রতাপ । সালাতের কাযা 
ছিল স্বাভাবিক ব্যাপার । শায়খ এ সবের বিরুদ্ধে আপত্তি তোলেন এবং 
কয়েদীদেরকে নিয়মিত সালাত আদায়, আল্লাহ্‌র দিকে মনোনিবেশ, সৎ কর্ম, 
তসবীহ-তাহলীল, তওবা-ই ইস্তিগফার ও আল্লাহ্‌র দরবারে দু'আ ও 
মুনাজাতের প্রতি তাদের মনোযোগ আকর্ষণ করেন । তিনি তাদেরকে সুন্নাহর 
তা'লীম ও কল্যাণকর কাজে উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত করতে শুরু করেন৷ ফলে 
অল্পদিনেই 'ইল্ম ও ধর্ম চর্চা এমনভাবে শুরু হয়ে যায় যে, এই জেলখানা 
অনেক মাদরাসা ও খানকাহ্‌র চেয়েও বেশী প্রোজ্জল ও বরকতময় হয়ে 
ওঠে । লোকে শায়খ (র)-এর ব্যক্তিত্বের সঙ্গে এতখানি সম্পৃক্ত এবং জেলের 
এই ধর্মীয় ও ইলমী পরিবেশের প্রতি এতটা আকৃষ্ট হয়ে পড়ে যে, অনেক 
কয়েদী জেল থেকে মুক্তি পাবার পরও তীর সঙ্গ পরিত্যাগে প্রস্তুত ছিল না, 
বরং জেলে তার খেদমতে অবস্থান করাকেই অধিকতর পছন্দ করত ।১ 
১. আল-কাওয়াকিবুদ্নুরিয়।, ১৮১ পৃ 


www.almodina.com 


৯৬ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 


চার মাস পর (১৪ই সফর, ৭০৭ হি.) পুনরায় তার মুক্তির চেষ্টা চলে। 
কাযীউ'ল-কুযাত বদরুদ্দীন ইব্‌ন জিমা*আ স্বয়ং তার সঙ্গে মোলাকাত করেন 
এবং অনেকক্ষণ কথা বলেন। কিন্তু তিনি জেলের বাইরে আসতে রাষী হন নি। 
অবশেষে ২৩শে রবী'উ'ল-আওয়াল তারিখে আমীর হুসসামুদ্দীন মুহিন্না ইবন 
“ঈসা মালিকু'ল-'আরবণ স্বয়ং জেলখানায় যান এবং শায়খ (ইবনে তায়মিয়া)-কে 
কসম দেন। অতঃপর তিনি তাকে সাথে করে নায়েব-ই মিসর-এর ঘরে নিয়ে 
আসেন । আমীর হুসসামুদ্দীন তাকে তার সঙ্গে দামিশক নিয়ে যেতে চাচ্ছিলেন। 
কিন্তু নায়েব-এ সালাতানাত (সাম্রাজ্যের ভাইসরয়) পরামর্শ দেন, শায়খ (র)-কে 
এখনও কিছুদিন মিসরে অবস্থান করাই ভাল হবে যাতে লোকে তার 'ইল্ম ও 
মর্যাদা সম্পর্কে পরিমাপ করতে পারে এবং তার থেকে উপকৃত হতে পারে । 
ইব্‌ন তায়মিয়া (র)-এর চারিত্রিক সমুন্নতি 

ইতোমধ্যে ইব্‌ন তায়মিয়া (র)-র সীরাত তথা জীবন-চরিতের সমুন্নতি 
অধিকতর উজ্জ্বলভাবে প্রতিভাত হয়। তিনি কোন শক্তির সামনেই তার উন্নত 
মস্তক অবনত করেন নি কিংবা কোন জাগতিক প্রেরণা অথবা আর্থিক স্বার্থই তার 
পবিত্র চরিত্রকে কলুষিত করতে পারেনি । তিনি সুলতান প্রদত্ত খেলাত ও 
উপহার-উপটৌকনাদি গ্রহণ করতেও পরিষ্কার অস্বীকার করেন। 


তার দ্বিতীয় কৃতিতৃপূর্ণ অবদান হল, তিনি জেল থেকে বের হতেই তার সব 
বিরোধীকে এবং সে সব লোককে যারা তীকে কষ্ট দিতে প্রয়াস পেয়েছিল, মাফ 
করে দেন। এক্ষেত্রে তাকে কে কত কষ্ট দিয়েছিল কিংবা কে কতটা বিরোধিতায় 
নেমেছিল সে বিচারে তিনি যান নি। তিনি পরিষ্কার ঘোষণা দেন, কারুর বিরুদ্ধে 
তার কোন অভিযোগ নেই এবং কাউকে তিনি জওয়াবদিহিরও সন্মুখীন করতে 
চান না। কারা মুক্তির পর তিনি সিরিয়াতে যে চিঠি লিখেছিলেন তাতে তিনি 
বলেন $ 
৯১০ ৩১১ ১৯ ৬১৬৪ ৩1 ১৯। ২ ৮০1 ৫১০ 44 ৮৯০ ৩৬৮৯০ 
- ৮১৮502511১৯ ৮৮২ -১৮১০। 0৬ ৮৮০৮৯১০। ০০ ১৮১৯৩ alll 
১১ ৬৮০ ৬৯। ০ আও 5৪২5 
১. আমীর হুসসামুদ্দীন আরব বংশে আমীরানা খান্দানের সদস্য এবং সিরিয়ার একজন প্রভাবশালী 
ও শক্তিশালী রঈস ছিলেন । সিরিয়ার অধিবাসী হবার কারণে তিনি ইব্‌ন তায়মিয়ার জিহাদী 
তৎপরতা ও সংস্কার-প্রচেষ্টা সম্পর্কে মিসরীয়দের তুলনায় অধিকতর জ্ঞাত ছিলেন । এজন্য 
তিনি ইবনে তায়মিয়ার মুক্তির ব্যাপারে বিশেষ আগ্রহ দেখান । তার একান্তিক আগ্রহ. উচ্চ 


বংশ ও স্বাধীনতাপ্রিয়তার কারণে তিনিও তার আগ্রহে সাড়া দেন এবং কারাগারে বাইরে 
মাসতে সম্মত হন । 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ৯৭ 
- IS La Gal Lally ০১৯৪৬ ৭০1১৫] ০০ ৬১১০ ৫1 4৫ SL 
৮১৮৯১৬11১৫০ ০৯৪ 91 ৮51 ০৯১৭) 1১৯১১ 4৮৯১ ৩৪ 
৮৮/০ ১১৯1 &-০ ৮৮১৮৮]1৩- oi ১৬৮টি ০৬১৮১ ৮১১৭ sl 
০১০০1 ১১৮ 413 048৯১ LUGS ১ 4১০৬৬ খ০ i223! 
- 44১1 5১-5 | 4০453 ৮515 426 শীত ১৯) ৮৮০ ১০০১৯৪ ৩। ১৯3 - 
৩1১১1১- ৩৯৫০) 454 All al 1১ 24০৮১ JS lal ৪ ৬.৬ 
৬৯ ৬৪৯ IBIS ৩৪১1৬ ৮৮৮০৬ ১৯০১1০০৮৯৬০ ১৬ 
০৮৫টি ৩ 
আল্লাহ্‌ পাক আপনার প্রতি প্রসন্ন থাকুন! আপনি অবগত আছেন, আমি চাই 
না আমার জন্য মুসলমানদের কারুর কষ্ট হোক, আর আমি এও চাই না, সে 
কষ্ট বাহ্যিক হোক অথবা প্রচ্ছন্ন, কোন মুসলমান পাক । যেখানে সাধারণ 
মুসলমানের ক্ষেত্রে আমার অবস্থা এই, সেখানে আমার বন্ধুদের (উলামায়ে 
কিরাম ও আহলে দীন) ক্ষেত্রে তা পছন্দ করবার অর্থাৎ আমার কারণে তারা 
কোন কষ্ট পাক, প্রশ্বই ওঠে না। কারুর বিরুদ্ধে আমার কোন অভিযোগ 
নেই, নেই কোন নিন্দা কিংবা কোন ভ€সনা, বরং প্রকৃত অবস্থা হল, তাদের 
প্রতি আমার সম্মান ও শ্রদ্ধাবোধ, তাদের প্রতি আমার ভালবাসা আমার 
হৃদয়ে আগের চেয়ে অনেক গুণ বেশীই রয়েছে আর প্রত্যেকের প্রতি তাদের 
মর্যাদা মুতাবিক ৷ মানুষ (কোন মানুষের সঙ্গে মতভেদ ও ছন্দু-সংঘর্ষের 
ক্ষেত্রে) হয় মুজতাহিদ হন অথবা হন ভ্রমে নিপতিত কিংবা গোনাহগার । 
মুজতাহিদ সওয়াব ও শোকর দুটোরই হকদার হন, ভ্রমে নিপতিত ব্যক্তি 
ক্ষমার যোগ্য । থাকল কেবল গোনাহগার । আল্লাহ আমাদেরকে, তাদেরকে 
ও সমস্ত মু'মিন মুসলমানকে ক্ষমা করুন । আমি চাই না কোন লোক থেকে 
কেবল এজন্য প্রতিশোধ গ্রহণ করতে যে, সে আমার ওপর অপবাদ আরোপ 
করেছিল অথবা জুলুম কিংবা বাড়াবাড়ি করেছিল। কেননা প্রত্যেক 
মুসলমানকে আমি ক্ষমা করে দিয়েছি এবং আমি সমস্ত মুসলমানের কল্যাণ 
কামনা করি । আমি প্রত্যেক ঈমানদার মুসলমানের জন্য তাই চাই যা আমি 
নিজের জন্য চাই । যে সমস্ত লোক মিথ্যা বলেছে এবং যারা জুলুম করেছে, 
আমার পক্ষ থেকে তারা মুক্ত ও স্বাধীন। আমার পক্ষ থেকে তাদের কোন 
আশংকা নেই ।১ 
5 হৰে ভর মুহাম্মদ আৰু যুহ্রাকৃত, পৃ. ৬৩। 
সাধক (২য়)-৭ 


www.almodina.com 


৯৮ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 
দর্স প্রদান ও জনকল্যাণ 

জেল থেকে বেরিয়ে আসবার পর ইবনে তায়মিয়া (র) দরস প্রদান ও 
জনকল্যাণমূলক কর্মে মশগুল হয়ে পড়েন। মিসরের পরিবেশ তখন তার জন্য 
উপযোগী ছিল না। “আলিম-“উলামা ও কাযীগণ তার সম্পর্কে নানা রকমের 
বিভ্রান্তি ছড়িয়ে রেখেছিল । সূফী সম্প্রদায়ও (যাদের ভেতর তওহীদে ওজুদীর 
গন্ধ বেশ ভালই পাওয়া যেত) তার প্রতি ভ্রান্ত ধারণা পোষণ করত এবং তার 
প্রতি বিতৃষ্ণ ছিল। মযহাব চতুষ্টয়ের ভেতর কেবল হাম্বলী মযহাব ও নানান 
'আকাইদের ভেতর থেকে কেবল “আকাইদে সলফ” (প্রাচীন বুযুর্গদের 
“আকীদা)-এর ওকালত ও প্রতিনিধিত্রে জন্য দেশে কোন শক্তিশালী প্রভাবশালী 
ব্যক্তিত্ব বর্তমান ছিল না।১ অপরাপর মযহাবের বড় বড় কাষী ও ‘আলিম বর্তমান 
ছিলেন। এই সমস্ত কারণে ইবনে তায়মিয়া (র) মিসরে আরো কিছুকাল অবস্থান, 
দর্স প্রদান ও কল্যাণধর্মী কাজে আত্মনিয়োগের সংকল্প গ্রহণ করেন। অতঃপর 
তিনি দস্তরমত ও দস্তরহীনভাবে দর্স প্রদান করতে এবং মজলিস অনুষ্ঠান শুরু 
করে দেন। নির্ভেজাল “ইলমী ও কালামশাস্ত্র।য় মসলা-মাসায়েলের ওপর কায়রোর 
করেন । এর ফলে বিশিষ্ট জনেরা ও বোদ্ধা লোকেরা উপকৃত হয় এবং তারা তার 
প্রকৃত ধ্যান-ধারণা ও “আকীদা বিশ্বাস সম্পর্কে অবহিত হয়। 

দর্স প্রদানের এই ধারা ছ'মাস কাল চলে, যার ফলে সাধারণ ও বিশিষ্ট 
সকলেই ধর্মীয় ও তত্ত্বগত দিক দিয়ে উপকৃত হয় এবং জনগণ তার একান্তিক 
নিষ্ঠা, অসাধারণ মেধা, প্রতিভা ও গভীর র প্রতি ব্যাপকভাবে আকৃষ্ট 
হ্য়। 
মায়ের নামে ইবনে তায়মিয়া (র)-র পত্র 

ইবনে তায়মিয়া (র) মিসরে এসেছিলেন হঠাৎ করে। তার ধারণা ছিল না, 
তাকে এখানে এত দীর্ঘ সময় অবস্থান করতে হবে। তার মাতাসহ গোটা 
পরিবারই ছিলেন সিরিয়ায় । তিনি ভালভাবে ফিরে আসবেন, এই আশায় তারা 
অধীরভাবে অপেক্ষা করছিলেন। ইবনে তায়মিয়া (র) ধর্মীয় মুসলিহাতের 
খাতিরে যখন কিছুকাল মিসরে অবস্থানের ফয়সালা করলেন তখন তিনি তার 
ওয়ালেদা মুহতারামাকে তার এই সংকল্লের কথা জানিয়ে দেন এবং এজন্য তার 
নিকট অনুমতি প্রার্থনা করেন । প্রেরিত পত্র ছিল সূক্ষ্ম আবেগ-অনুভূতি, পবিত্র 
ভালবাসা, সন্তান সৌভাগ্য, পুরুযষোচিত উৎসাহ-উদ্দীপনা ও দৃঢ়তার সাক্ষাৎ 
প্রতিফলন আর এ পত্র লেখা হয়েছিল অত্যন্ত সরল ও সাবলীল ভাষায় । প্রেরিত 
পত্র এখানে উদ্ধৃত করা গেল ঃ 
২. আকস্মিকভাবে সে সময় কাযী হাম্বলী খুবই সীমিত জ্ঞান ও উপলব্ধির অধিকারী ছিলেন এবং 

তারই কারণে হাম্বলীদের পাল্লা ছিল দুর্বল (দ্র. ইবনে কাছীর, পৃ. ১৪/৩৭) 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ৯৯ 
(১১৭ 1০ -- tw idl 41 তি নি 
- ৮০০4৬০ aly ay Ulysse 


আহমদ ইবনে তায়মিয়ার পক্ষ থেকে মাখদূমা ওয়ালেদা সাহেবার প্রতি । 
আল্লাহ্‌ পাক তাঁর অফুরন্ত নে“মত দ্বারা তার চক্ষু শীতল রাখুন, স্বীয় অনুগ্রহ 
দ্বারা তাকে ধন্য করুন এবং তাকে স্বীয় দাসীদের অন্তর্গত করুন । 
আসসালামু ‘আলায়কুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, 

আমি সেই আল্লাহ পাকের শোকর গুযারী করছি যিনি ভিন্ন অন্য কোন 
মা'বৃদ নেই। প্রশংসার যোগ্য একমাত্র তিনিই এবং তিনিই সকল বস্তুর 
ওপর ক্ষমতাবান। আল্লাহর রহমত ও শান্তি নাযিল হোক শেষ নবী, 
মুত্তাকীদের ইমাম, আল্লাহ্‌র বান্দা ও রসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু 
“আলায়হি ওয়া সাল্লাম ও তার বংশধরদের ওপর । 

আপনার খেদমতে আমি এই পত্র লিখছি। আমার অবস্থা সম্পর্কে অবহিত 
করতে গিয়ে আপনাকে জানাচ্ছি, আল্লাহ পাক আমাকে যে নে“মত ও 
পুরস্কারে ভূষিত করেছেন এবং মহাদানে আমাকে অনুগৃহীত করেছেন, আমি 
তা বেশ বুঝতে পারছি। এজন্য আমি তার দরগায় শোকর গুযারী করছি। 
অধিকন্তু আরও বেশী পাবার জন্য তার দরবারে প্রার্থনা জানাচ্ছি। তার 
নে*মত অফুরন্ত এবং তার অনুগ্রহ সংখ্যাতীত। আপনার অবগতির জন্য 
লিখছি, এ মুহূর্তে কতক জরুরী কাজের জন্য আমি মিসরে অবস্থান করছি। 
এক্ষেত্রে আমি যদি কোন প্রকার অলসতা কিংবা গাফিলতির আশ্রয় নিই 
তাহলে দীন-দুনিয়া উভয়টিরই অকল্যাণ ও ক্ষতির আশংকা রয়েছে। 
আল্লাহ্র কসম করে বলছি, এখানে আমি আমার নিজস্ব এখতিয়ার কিংবা 
ইচ্ছায় অবস্থান করছি না আর আপনার থেকে আমার এই সুদূর অবস্থান 
আমি নিজে এখতিয়ার করি নি। (আমার হৃদয়াবেগ ও আগ্রহের অবস্থা 
হল,) মন চায়, হায়! আমার যদি পাখির মত দু'টো পাখা থাকত আর আমি 
যদি পাখায় ভর দিয়ে একবার উড়লেই আপনার কাছে পৌছে যেতে 
পারতাম! কিন্তু হায়! সুদূর মিসর প্রবাসীর হৃদয় কন্দরের গুমরে মরা কান্নার 
আওয়ায ও চিত্র এবং তার অক্ষমতা ও অসহায়ত্ব একমাত্র ভুক্তভোগী ছাড়া 
আর কেউ বুঝবে না। আপনি যদি প্রকৃত অবস্থা জানতে পারেন তাহলে 
আপনি (দীনী জযবা ও বুলন্দ হিম্মতীর কারণে) এ মুহূর্তে আমার মিসরে 
অবস্থানের পক্ষেই রায় দেবেন। যতদূর আমার ইচ্ছা, আমি এক মাস কালও 
মিসরে অবস্থান ও বসবাস করবার কখনো সংকল্প নেই নি, বরং আমি প্রত্যহ 


www.almodina.com 


১০০ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 


মনেপ্রাণে আমার নিজের ও আপনার জন্য আল্লাহ তা'আলার দরবারে মঙ্গল 
প্রার্থনা করে থাকি । আপনিও আমাদের জন্য দু'আ করুন যেন আল্লাহ পাক 
আমাদের ভাগ্যে শুভ ও কল্যাণ নির্ধারণ করেন। 


আল্লাহ পাক তার অপার অনুগ্রহে কল্যাণ ও রহমত এবং হেদায়াত ও 
বরকতের এমন সব দরজা উন্মুক্ত করে দিয়েছেন যা প্রথমে আমার কল্পনায় ও 
ছিল না। আমি সব সময় এখান থেকে বেরিয়ে পড়বার চিন্তায় রয়েছি এবং 
আল্লাহ্‌র দরবারে ইস্তেখারা করছি। কেউ যেন একথা মনে না করে, আমরা 
আপনার নৈকট্য ও সান্নিধ্যের মুকাবিলায় পার্থিব ও জাগতিক কোন স্বার্থকে 
অগ্রাধিকার দিচ্ছি। জাগতিক স্বার্থকে অগ্রাধিকার দেওয়া তো দূরের কথা 
(নফল পর্যায়ের কোন কিছুর ভেতর থেকে), এমন কিছুর অগ্রাধিকার দেবার 
জন্যও প্রস্তুত নই যার মুকাবিলায় আপনার নৈকট্য ও খেদমত ধর্মীয় দিক 
দিয়েও উত্তম। কিন্তু এমন কিছু জরুরী ও গুরুত্বপূর্ণ ব্যাপার ও সমস্যা 
রয়েছে যা পরিত্যাগ করলে আমাদের সাধারণ ও বিশেষ দু'ধরনের ক্ষতির 
আশংকা রয়েছে। যিনি এখানে উপস্থিত তিনিই কেবল তা পরিমাপ করতে 
পারবেন, অন্য কেউ নয় । আপনার খেদমতে তাই আবেদন, আপনি আল্লাহ্র 
কাছে অধিক পরিমাণে দু'আ করতে থাকুন যেন তিনি আমাদের অনুকূলে 
কোন কল্যাণকর ফয়সালা প্রদান করেন (অর্থাৎ আমরা মিসরেই অবস্থান 
করব- নাকি ঘরে ফিরব)। কেননা আল্লাহই সকল কিছু সম্পর্কে খবরদার, 
পক্ষান্তরে আমরা একেবারেই বেখবর ৷ সঠিক পরিমাপ সম্পর্কে তিনিই 
অবহিত, পক্ষান্তরে আমরা অজ্ঞ। তিনি গোপন ও প্রকাশ্য সকল বস্তু 
সম্পর্কেই ওয়াকিফহাল। নবী করীম সাল্লাল্লাহু “আলায়হি ওয়া সাল্লাম 
ইরশাদ করেন £$ মানুষের সৌভাগ্য এই যে, সে আল্লাহ্‌র দরবারে মঙ্গল 
প্রার্থনা করে, তার ভাল-মন্দের ফয়সালার ভার তারই ওপর ন্যস্ত করে এবং 
তিনি যে ফয়সালা করেন সন্তুষ্ট চিত্তে তা মেনে নেয়। আর তার মন্দ ভাগ্য 
এই যে, সে ইস্তেখারা ও আল্লাহ্র দরবারে মঙ্গল প্রার্থনা করা পরিত্যাগ করে 
এবং তার প্রদত্ত ফয়সালায় অসন্তোষ ও অতৃপ্তি প্রকাশ করে। 
আম্মা! 

আপনি তো জানেন, একজন ব্যবসায়ীও ভিন দেশে থাকা অবস্থায় যখন তার 
টাকা-পয়সা ও মালমাত্তা নানা হাতে ও নানা জনের কাছে ইতস্তত বিক্ষিপ্ত 
থাকে, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে ও অবস্থানের মেয়াদ বাড়াতে বাধ্য হয় 
যতক্ষণ পর্যন্ত না সে বিক্ষিপ্ত টাকা-পয়সা আদায় ও মালমাত্তা গুছিয়ে নিতে 
সক্ষম হয়। আর আমরা যে মহান উদ্দেশে ও বিরাট কাজের জন্য অবস্থান 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ১০১ 


করছি তার প্রকৃতিই তো ভিন্ন। এর সঙ্গে পার্থিব লেনদেন ও 
ব্যবসা-বাণিজ্যের কোন তুলনাই চলে না। ব্যস! আমাদের আশ্রয় ও 
শক্তিদাতা একমাত্র আল্লাহই । আপনার ও বাটিস্থ ছোট-বড়, আত্মীয়-পরিজন 
সকলের ওপর সালাম। 


- 1১2১5 ৮০০4০০০৮৮55 44115 ১৮৯৯৪ 0০১৭ ভা Ul ৮৮০০ 


পুনর্বার বন্দী 

মিসর ছিল “ওয়াহদাতু'ল -ওজুদ" “আকীদার স্থায়ী কেন্দ্র। বিখ্যাত সূফী 
কবি ইবনু'ল-ফারিদ (র) এই “আকীদার একজন উৎসাহী প্রচারক ছিলেন । তার 
কবিতায় ও কাব্যের নানা স্থানে উক্ত মতবাদের ঝলক দেখতে পাওয়া যায় । ৬৩২ 
হিজরীতে কবি ইনতিকাল করেন । ইবনে তায়মিয়া (র) খোলাখুলিভাবে উল্লিখিত 
“আকীদার সমালোচনা ও তা প্রত্যাখ্যান করতেন এবং স্বীয় দরস মাহফিল ও 
ব্যক্তিগত বৈঠকে তার (ইবনু'ল-ফারিদ-এর) বাণী ও কর্মের সমালোচনা করতে 
থাকতেন । কেননা তার মতে ওয়াহ্দাতু'ল-ওজুদ “আকীদা ছিল কুরআন ও 
সুন্নাহর পরিপন্থী এবং এ মতবাদকে তিনি শেষ যুগের সূফী বুযুর্গদের অতিরিক্ত 
বাড়াবাড়ির অন্তর্গত মনে করতেন। তিনি তার গ্রন্থের নানা জায়গায় হযরত 
শায়খ “আবদুল কাদির জীলানী (র) ও শায়খ “আদীয়্যি ইবন মুসাফির উমুবীর 
ন্যায় মুহাক্কিক ও দৃঢ় বিশ্বাসী সূফী দরবেশের নাম অত্যন্ত আদব, সম্মান ও শ্রদ্ধার 
সঙ্গে নিয়েছেন। কিন্তু তিনি তার সমসাময়িক বুযুর্গ, সূফী দরবেশদের সমালোচনা 
করতে আদৌ ইতস্তত করতেন না, যারা তাঁর মতে গ্রীক দর্শন এবং মিসর ও 
ভারতীয় জ্যোতির্বিদ্যা ( 51১41) দ্বারা প্রভাবিত ছিলেন। শায়খ (র)-এর এসব 
বক্তৃতা ও সমালোচনায় তাসাওউফপন্থী মহলে উত্তেজনার সৃষ্টি হয়। মিসরের 
বিখ্যাত শায়খ-ই তরীকত ইবনে “আতাউল্লাহ আল-ইঙ্কান্দারী (আল-হিকাম 
প্রণেতা) তাসাওউফপন্থী মহলের পক্ষ থেকে শাসন কর্তৃপক্ষের নিকট ইবনে 
তায়মিয়া (র)-র বিরুদ্ধে নালিশ করেন। সূফীদের একটি বড় দল স্বয়ং কেল্লায় 
গিয়ে ইবনে তায়মিয়া (র)-র নামে অভিযোগ পেশ করে। সুলতান এসব 
অভিযোগে প্রভাবিত হয়ে 'দারু'ল-'আদল'-এ একটি বৈঠক অনুষ্ঠানের এবং 
এজন্য প্রয়োজনীয় তদন্তের নির্দেশ দেন। এ মজলিসে ইবনে তায়মিয়া (র) স্বয়ং 
অংশ নেন এবং নিজেই নিজের মোকদ্দমার ওকালতি করেন । তার যুক্তিপূর্ণ ও 
জোরদার বক্তব্যে সবাই নিশ্চুপ মেরে যায় এবং ইমামের বিরুদ্ধে কোন পদক্ষেপ 
গ্রহণ করতে ব্যর্থ হয় । 


www.almodina.com 


১০২ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 


কিন্তু এতেও ইমামের বিরুদ্ধে বিক্ষোভ প্রশমিত হয় নি। তার বিরুদ্ধে 
আরও একটি অভিযোগ ছিল, তিনি প্রকাশ্যে এ কথা প্রচার করেন, আল্লাহ ভিন্ন 
অপর কারোর দোহাই পাড়া যাবে না এবং স্বয়ং সরওয়ারে কায়েনাত সাল্লাল্লাহু 
আলায়হি ওয়া সাল্লাম-এর ব্যক্তিসত্তার নিকট আশ্রয় ভিক্ষা করাও জায়েয নয় । এ 
অভিযোগ পেশ হলে কতক “আলিম-“উলামা বলেন, এতে তো দোষের কিছু নেই 
(অর্থাৎ একথা বলার জন্য ইমামকে অভিযুক্ত করা চলে না)। কাযীউ'ল-কুযাত 
কেবল এতটুকু বললেন, এ কথার ভেতর অবশ্যই কিছুটা বেয়াদবী আছে। কিন্তু 
কেউই বলেনি, একথা কুফরের সীমারেখায় গিয়ে পৌছেছে । ফলে এ অভিযোগও 
মাঠে মারা যায় । 


অবশেষে নিত্য দিনের অভিযোগ, বিক্ষোভ ও হৈ-হাঙ্গামায় হুকুমতও অতিষ্ঠ 
হয়ে উঠেছিল। হুকুমত শায়খ-এর সামনে তিনটি প্রস্তাব পেশ করে এবং তন্মধ্যে 
যে কোন একটি বেছে নেবার পরামর্শ দেয়ঃ তিনি তার স্বদেশ দামিশূকে ফিরে 
যাবেন অথবা আলেকজান্দ্রিয়ায় অবস্থান গ্রহণ করবেন । কিন্তু উভয় ক্ষেত্রে তাকে 
কতক শর্ত মেনে চলতে হবে, নতুবা তিনি কারাগারে গমন করবেন । শায়খ (র) 
শেষোক্ত প্রস্তাবটিতে অগ্রাধিকার প্রদান করেন। কিন্তু তার ছাত্র ও বন্ধু-বান্ধব 
তাকে দামিশ্ক সফরে যাবার জন্য পীড়াপীড়ি করতে থাকে এবং তাদের 
পীড়াপীড়িতে তিনি তা মঞ্জুর করেন এবং ৭০৭ হিজরীর ১৮ই শাওয়াল তারিখে 
তিনি রওয়ানা হয়ে পড়েন। কিন্তু সেদিনই তাকে মিসরে ফিরিয়ে আনা হয় এবং 
বলা হয়, হুকুমত আপনার জেলখানায় থাকাকেই সঙ্গত মনে করছে। কিন্তু কাষী 
ও “আলিম-উলামা এবার দ্বিধান্বিত ছিলেন এই ভেবে, এবার তিনি কোন্‌ 
অভিযোগের কারণে জেলে যাবেন। মালিকী মযহাবের কাষী শামসুদ্দীন 
আত-তিউনিসী পরিষ্কার ভাষায় বলেন, তীর বিরুদ্ধে কোন অভিযোগ প্রমাণিত 
হয়নি (বিধায় তাকে জেলে পাঠানো যুক্তি ও ন্যায়নীতি বিরোধী) । নুরুদ্দীন 
মালিকীও ব্যাপারটা বুঝে উঠতে ও মেনে নিতে পারছিলেন না। তিনি নিশ্চুপ 
ছিলেন । "আলিম-“উলামা ও বিচারকগণের এই মানসিক টানা-পোড়েন দেখে 
নিজেই ফয়সালা করেন, তিনি নিজের থেকেই জেলে যাবার জন্য তৈরী । নুরুদ্দীন 
আয-যাওয়াদী বলেন, তাকে এমন জায়গায় রাখা না হোক যা হবে তার মর্যাদা 
উপযোগী । হুকুমতের পক্ষ থেকে বলা হয়, জেলের ক্ষেত্রে তার প্রতি কোনরূপ 
আনুকূল্য প্রদর্শন কিংবা বিশেষ সুবিধা প্রদানের তারা বিরোধী । এজন্য তারা 
আদো প্রস্তুত নন। ১:৯|| (..০31 (০১০০ ২1911 (হুকুমত তো তাকে 
সেখানেই রাখতে চায় যার নাম জেলখানা) । অনন্তর বিচারকদের বন্দিত্বে তাকে 
পাঠিয়ে দেওয়া হয় এবং এ অনুমতি প্রদান করা হয়, খেদমতের জন্য কেউ তার 
সঙ্গে থাকতে পারে ।১ 


১. বিস্তারিত জানতে চাইলে দ্র. ইবন কাছীর, ১৪খ, ৪৬ পৃষ্ঠা । 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ১০৩ 
এই বন্দী দশায় ইমাম ইবনে তায়মিয়া (র) রুটিন মাফিক নিয়মিত কাজের 
মধ্যে নিজেকে ব্যাপৃত রাখেন । এই বন্দিত্ব নজরবন্দীরই নামান্তর ছিল মাত্র । ছাত্র 
ও. “আলিম-“উলামা তীর সঙ্গে সাক্ষাৎ করতে পারতেন এবং তীর বিদ্যাবত্তা ও 
পারস্পরিক আলাপ-আলোচনা থেকে উপকৃত হতে পারতেন। গুরুত্বপূর্ণ 
মসলা-মাসায়েলের ব্যাপারে তার নিকট ফতওয়াও গ্রহণ করা হত । 
কিছুকাল পরই মাদ্রাসা-ই-সালিহিয়ায় কাধী ও ফকীহদের একটি সম্মেলন 
অনুষ্ঠিত হয় এবং সম্মেলনে আগত মেহমানদের সম্মিলিত ইচ্ছা ও এঁকান্তিক 
আগ্রহে ইবনে তায়মিয়া (র)-কে মুক্ত করে দেওয়া হয়। জনগণ তাঁকে বিপুল 
অভ্যর্থনা জানায় এবং পূর্বের তুলনায় আরও বেশী করে লোক তার দিকে ঝুঁকে 
পড়ে। 


রাজনৈতিক পরিবর্তন ও ইবনে তায়মিয়া রে)-র ওপর কঠোরতা বৃদ্ধি 
সংঘটিত হয় যে, ইবনে তায়মিয়া (র)-র জন্য তা বিপদাশংকা বাড়িয়ে তোলে 
এবং তার প্রতিপক্ষ তার বিরুদ্ধে যা খুশী করবার মওকা পেয়ে যায়। তখন 
পর্যন্তও মিসরে ও সিরিয়ার প্রকৃত সুলতান ছিলেন নাসির ইবনে কালাউন, যিনি 
ইবনে তায়মিয়া (র)-র বিদ্যাবস্তা, নিষ্ঠা ও অপরিমেয় মর্যাদার নিদারুণ ভক্ত 
ছিলেন, ছিলেন সহানুভূতিশীল । ইব্নে তায়মিয়া (র)-ই তাকে তাতারীদের 
বিরুদ্ধে যুদ্ধে নামতে উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত করে তুলেছিলেন । সুলতান তীর বীরত্ব, 
ঈমানী শক্তি ও দৃঢ়তা নিজেই দেখেছিলেন। ৭০৮ হিজরীতে তিনি (সুলতান 
কালাউন) অনেকগুলো কারণে বিরক্ত হয়ে সাম্রাজ্য পরিচালনার দায়িত্ব থেকে 
নিজেকে গুটিয়ে নেন এবং কির্ক-এ গিয়ে অবস্থান করার ও সেখানকার সীমিত 
রাজত্বে তুষ্টি অবলম্বনের সিদ্ধান্ত নেন। 

তার এই সিদ্ধান্তে রুকন উদ্দীন বায়বার্স জাশনগীরের জন্য মিসরের 
সিংহাসন ফাকা হয়ে যায় এবং তিনি তীর স্বায়ত্তশাসিত সালতানাতের ঘোষণা 
দেন। এখন তিনি মিসর ও শাম (বর্তমান সিরিয়া, লেবানন, জর্দান ও 
ফিলিস্তীন)-এর সার্বভৌম শাসক এবং তার শায়খ নসর আল-মুনজী এই বিশাল 
বিস্তৃত সাম্রাজ্যের আধ্যাত্মিক নেতা ও বিশেষ উপদেষ্টা । ইবৃনে তায়মিয়া (র)-কে 
তীর ধর্মীয় “আকীদা ও গবেষণালনধ অভিমত পোষণ করা ছাড়াও (যিনি শায়খ 
নসর আল-মুনজীর মানসিক প্রবণতার প্রকাশ্য বিরোধী ছিলেন) স্বয়ং সুলতান 
নাসির ইবন কালাউনের প্রতি সহানুভূতিশীল ও সমর্থক ছিলেন বলে মনে করা 
হত। এজন্য তার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের পক্ষে ধর্মীয় ও রাজনৈতিক 


www.almodina.com 


১০৪ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 
দু'টি ক্ষেত্রের মিলন হয়ে যায়। অনন্তর এই পরিবর্তনের পরই ইব্‌ন তায়মিয়া 
(র)-কে আলেকজান্দরিয়ায় নির্বাসন দেবার এবং সেখান নজরবন্দী জীবন যাপনের 
সরকারী ফরমান জারী হয়। ৭০৯ হিজরীর-সফর মাসের শেষ তারিখে তাকে 
আলেকজান্দ্রিয়ায় পাঠিয়ে দেওয়া হয়। কথিত আছে, হুকুমতের এও একটি 
উদ্দেশ্য ছিল, তাসাওউফ ও তাসাওউফপন্থীদের প্রাচীন কেন্দ্র এই নতুন শহরে 
সম্ভবত উগ্বপন্থীদের কেউ (তাদের লালিত “আকীদা-বিশ্বাসের বিরোধিতার 
কারণে) তাকে হত্যা করুক । অপর দিকে হুকুমতও কোনরূপ বদনাম ও ইলযাম 
ছাড়াই এই মাথা ব্যথার হাত থেকে মুক্তি পাক।১ 

কিন্তু আলেকজান্দ্রিয়াতেও শায়খ ইবনে তায়মিয়া (র)-র সত্বর একদল ছাত্র 
ও ভক্ত জুটে যায় এবং দলে দলে তার নিকট লোকজনের আগমন শুরু হয়। 
তিনি সেখানেও নিশ্চুপ ও নিক্রিয় বসে থাকেন নি। কুরআন ও সুন্নাহ্‌র 
প্রচার-প্রসার এবং শির্ক ও বিদ'আত প্রত্যাখ্যানই ছিল তার নেশা ও পেশা। 
সত্রই জনমনে তার প্রতি ভক্তি ও ভালবাসা সৃষ্টি হয়ে যায় এবং তিনি জনপ্রিয় 
হয়ে ওঠেন। তার ভাই শরফুদ্দীন ইবনে তায়মিয়া, যিনি ছিলেন সেখানকার সাথী 
ও কারা সহচর, দামিশকবাসীদের উদ্দেশে লিখিত এক পত্রে বলেন £ 


“| ৩০১৪১ «ale ৩৪০ 08 11 G2! Sl Jal 8515 
Ue EES 419 ২১49 MILES ৮১ ১১2 এও এজ ভাইও 
২০৮৯৩ ৮১৬ -৮০৬- Ly Syl ৮০ ৮০1৬৯৩ Ll 
ically 21311 ৮ JL ail om উড mY mall 
৯ dl ES NA ৬ 
আমার শ্রদ্ধেয় ভাইয়ের প্রতি আলেজান্দ্রিয়াবাসী খুবই আকৃষ্ট এবং তিনি 
তাদের মনে সম্মান ও শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত। তিনি সর্বদাই কুরআন ও 
সুন্নাহর প্রচার-প্রসারে নিমগ্ন থাকেন। এতে একদিকে যেমন ঈমানদারদের 
চক্ষু শীতল হয়, অপর দিকে শক্ররা দারুণ মর্মপীড়ায় ভোগে । শায়খ-এর 


প্রতি ভালবাসা ও মর্যাদাবোধ সকল শ্রেণীর মানুষের মনে প্রতিষ্ঠিত । এদের 
ভেতর শাসন কর্তৃত্ব সমাসীন ব্যক্তিবর্গ যেমন রয়েছেন, তেমনি রয়েছেন 


১. ইবনে কাছীর, ১৪শ খণ্ড, ৪৯ পৃষ্ঠা; 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ১০৫ 
বিচারালয়ের কাযী, ফকীহ, মুফতী, সৃফী-দরবেশ ও “উলামায়ে মুজতাহিদও । 
নিরেট গণ্ডমূর্খ ছাড়া আর সকলেই তার গুণমুগ্ধ ও ভক্তে পরিণত হয়েছেন। 
তার বাণী ও আলাপচারিতা সকলের নিকট পছন্দনীয় এবং সকলেই অবনত 
মস্তকে তার নির্দেশ মেনে চলে। 
সে সময় আলেকজান্দ্িয়াতে সাবঈনিয়্যা ফের্কার বাতিল চিন্তাধারা ও 
ওয়াহদাতু'ল-ওজুদ মতবাদ বেশ আসন গেড়ে বসেছিল । কতিপয় লোক অত্যন্ত 
জোরেশোরে ও উৎসাহের সঙ্গে এসব মতবাদ প্রচার করত । বুদ্ধিজীবীদের আসর 
থেকে নির্গত হয়ে এসব “আকীদা ও ধ্যান-ধারণা জনগণের নিকট বেশ প্রিয় হয়ে 
উঠছিল। এসব সৃক্মাতিসূক্ম রূপক বিষয়ের চর্চার ফলে জনসাধারণের 
আমল-আখলাকের ওপর তার যে কুপ্রভাব পড়তে পারত এবং এর ফলে 
শরীয়তের প্রকাশ্য বিষয়াদির ক্ষেত্রে যে বন্নাহীন স্বাধীনতা ও দুঃসাহসিকতা 
প্রদর্শনের মানসিকতা সৃষ্টি হতে পারত তা হচ্ছিল। ইবনে তায়মিয়া রে) অত্যন্ত 
জোর ও প্রবল উৎসাহের সঙ্গে এ সব বাতিল “আকীদা ও ভ্রান্ত চিন্তাধারার 
বিরোধিতায় নামেন এবং সে সব প্রত্যাখ্যান করেন। তার আট মাস 
আলেকজান্দ্রিয়ায় থাকাকালেই এ সব বাতিল “আকীদা ও ভ্রান্ত চিন্তাধারায় ধস 
নামে এবং ইতর ও ভদ্র সকলেই এর প্রতি বীতশ্রদ্ধ হয়ে পড়ে । ইবনে তায়মিয়া 
(র) এদের অনেককেই তওবা করান এবং এ সব মতবাদ ও আকীদা-বিশ্বাসের 
একজন নেতৃস্থানীয় প্রচারকও তওবা করে।৯ 

ইবনে তায়মিয়া (র) আলেকজান্দ্রিয়ার যে স্থানে অবস্থান করছিলেন সেই 
স্থানটি ছিল খুবই বিস্তৃত ও নয়নাভিরাম । এর একটি খিড়কি ছিল সমুদ্রের দিকে 
খোলা, আর একটি ছিল শহর অভিমুখে । লোকে অবাধে তার নিকট আসা-যাওয়া 
করত এবং তার আলাপচারিতা থেকে উপকৃত হত। 


রুকন উদ্দীন জাশনগীরের পতন 


ইমাম ইবনে তায়মিয়া (র) জাশনগীর ও তার শায়খ-এর পতনের ব্যাপারে 
প্রকাশ্যে ভবিষ্যদ্বাণী করতেন এবং বলতেন, «2...১) ১2১1) Ll all 
<=>! ০(-৮৯৪]। ২৯১৯৪ “তার দিন ঘনিয়ে এসেছে, তার রাজত্ব শেষ অংকে 
উপনীত হয়েছে এবং তার নির্ধারিত কাল নিকটবর্তী ।” এরপর তার রাজত্ব এক 
বছরও পেরোয় নি সুলতান নাসির ইবন কালাউন সাম্রাজ্যের শাসনভার পুনরায় 
স্বহস্তে গ্রহণের সিদ্ধান্ত নেন এবং ৭০৯ হিজরীর ১৩ই শা'বান তারিখে তিনি 
দামিশ্ক অভিমুখে রওয়ানা হন। দামিশ্কবাসীদের সঙ্গে তার সম্পর্ক ছিল 


১. দামিশকবাসীদের নামে শায়খ শরফুদ্দীনের পত্র: ইবনে কাছীর, ১৪শ খণ্ড, ৫০ পৃষ্ঠা । 


www.almodina.com 


১০৬ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 

হৃদ্যতাপূর্ণ ও গভীর । তারা তাকে উষ্ণ ও সাদর অভ্যর্থনা জ্ঞাপন করে। 
১৭ই শা'বান তারিখে সাড়ম্বরে তিনি দামিশৃক প্রবেশ করেন। অতঃপর দামিশ্‌ক 
থেকে মিসর অভিমুখে রওয়ানা হন। মিসরের জনগণও তাকে অভ্যর্থনা জানাবার 
প্রস্তুতি গ্রহণ করে । রুকন উদ্দীন জাশনগীর অতঃপর পরিবর্তিত পরিস্থিতি দৃষ্টে 
নিজেই ইস্তিফা দেন। ঈদের দিন সুলতানের কাফেলা মিসরে প্রবেশ করে এবং 
১১ মাস কয়েক দিন রাষ্ট্রীয় কর্মকাণ্ড থেকে বিচ্ছিন্ন জীবন যাপনের পর পুনরায় 
ক্ষমতার রজ্জু তিনি স্বহস্তে ধারণ করেন। জাশনগীর মিসর থেকে পলায়ন করেন। 
অতঃপর ৭ই যি'লকদ তারিখে সিরিয়ার নায়েব আমীর সায়ফুদ্দীনের হাতে তিনি 
ধরা পড়েন এবং মিসরে তাকে হত্যা করা হয়। 

এ ব্যাপারে এতিহাসিকেরা একমত, জাশনগীর তার প্রধান মন্ত্রিত্বের 
(৮৮০৮$1১1-০) যুগে অত্যন্ত জনপ্রিয় ও প্রভাবশালী উযীর ছিলেন। তার 
স্বশাসিত রাজত্ব ও তার অধঃগতি সাথে সাথেই শুরু হয় । তার রাজত্বের ঘোষণা 
দেবার পর পরই তার সকল কৃতিত্ব, সৌভাগ্য ও জনপ্রিয়তা নিঃশেষ হয়ে যায় 
এবং তার পতন কাল শুরু হয়ে যায়। তার আরদ্ধ কাজও বিগড়ে যায়। মিসরীয় 
এঁতিহাসিক মাকরীষী পরিষ্কার লিখেছেন £ 


Ll Gl ১৪1৩ 50841 1১:১১ (৬৬০ 1১১৯১ dls) Sy 
১১১১০ ৩৭ (৮55 ভা৪ ১১০১ ১০০৮৪০ dally sll 
- 4০০৯৯ 45১ 0৮13 45051 ০৮০৪০) 1 1 

তিনি (সুলতান রুকন উদ্দীন জাশনগীর) বেশ ভাল, সংযত, সহিষ্ণু, 
লজ্জাশীল ও প্রভাব-প্রতিপত্তির অধিকারী আমীর ছিলেন। কিন্তু যেদিন থেকে 
তিনি সুলতান উপাধি গ্রহণ করলেন এবং শাহী পোশাক অঙ্গে ধারণ করলেন 
তীর মর্যাদায় ভাটা পড়ল, তীকে দুর্বল ভাবা হতে লাগল, লোকে তার 
বিরুদ্ধে সাহসী হয়ে উঠল । আমীর-উমারা ও গোলাম-নফরেরা মাথা তুলে 
দীড়াল। শেষাবধি তিনি তার লক্ষ্য হাসিলে ব্যর্থ হলেন এবং তার সকল 
কলা-কৌশলই মাঠে মারা যেতে লাগল । আর এভাবেই তার শাসনকাল 
শেষ হল এবং তীর হায়াত জওয়াব দিয়ে বসল ৷” 

১. খুতাত-ই মিসর, ২য় খণ্ড, ৪১৮ ; 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ১০৭ 


অত্যন্ত বিস্ময়ের ব্যাপার, তার এই অপ্রত্যাশিত পতন ছিল আল্লাহ্‌র এক 
মুখলিস দা'ঈ হক-এর বিরোধিতা ও যন্ত্রণা দেবার ফলে । আর এভাবেই তিনি 
উচ্চারিত নিঙ্নোক্ত শ্লোকের লক্ষ্যে পরিণত হন ঃ 


SUIS 1 SIA EIS ০৯৪ 
১৪1১১ /০৪। ১৯ FE 0 ১১৮৫ ১১১৮১ 


ইবনে তায়মিয়া রে)-র মুক্তি ও শাহী সম্মান লাভ 

ইবনে তায়মিয়া (র)-র সমসাময়িক শায়খ আলামুদ্দীন আল-বারযালী 
বলেন, ঈদের দিন সুলতান যখন মিসরে প্রবেশ করলেন তখন তার সবচেয়ে 
বেশী তাড়া ও চিন্তা ছিল ইবনে তায়মিয়া (র)-কে মুক্তি দিয়ে যথোপযুক্ত সম্মান 
ও তা'জীমের সঙ্গে মিসরে নিয়ে আসার । অনন্তর পরদিনই (৭০২ হিজরীর ২রা 
শওয়াল) আলেকজান্দ্রিয়াতে সুলতানের তলবনামা গিয়ে পৌছে এবং ৮ই শওয়াল 
তারিখে তিনি মিসরের উদ্দেশে রওয়ানা হন। বিরাট একদল মানুষ অত্যন্ত সম্মান 
ও শ্রদ্ধা সহকারে তাকে বিদায় জানায়। 


ইবনে তায়মিয়া (র) শাহী দরবারে পৌছুলে সুলতান নিজেই কয়েক কদম 
অগ্রসর হয়ে তাকে অভ্যর্থনা জানান । সুলতানের সঙ্গে মিসর ও সিরিয়ার কাষী ও 
প্রখ্যাত “উলামায়ে কিরামও উপস্থিত ছিলেন। কাযী জামালুদ্দীন 
ইবনু'ল-কালানিসী নামে সেনাবাহিনীর একজন কাযী এ সময় উক্ত মজলিসে 
উপস্থিত ছিলেন । ইবনে তায়মিয়া (র)-র আগমন ও সুলতান কর্তৃক তাকে 
অভ্যর্থনা জ্ঞাপনের চাক্ষুষ ঘটনা তিনি নিঙ্নোক্তভাবে বর্ণনা করেছেন £ 
সুলতান যখন খবর পেলেন, ইবনে তায়মিয়া (র) পৌছে গেছেন অমনি তিনি 
দাড়িয়ে গেলেন এবং শাহী দরবারের শেষ প্রান্ত পর্যন্ত হেঁটে এলেন। 
সেখানেই দু'জনের মোলাকাত ও কোলাকুলি হয় । সুলতান ইবনে তায়মিয়া 
(র)-কে সাথে করে শাহী প্রাসাদের সেই অংশের দিকে অগ্রসর হন, যার 
খিড়কি ছিল রাজোদ্যানের দিকে উন্মুক্ত । সেখানে বসে উভয়ে ঘণ্টা খানেক 
যাবত একান্তে কথাবার্তা বলেন। অতঃপর পরস্পর হাত ধরাধরি করে 
দরবারে ফিরে আসেন। এরপর সুলতান সিংহাসনে উপবেশন করেন । 
সুলতানের ডান পাশে ছিলেন মিসরের কাষী ইবনে জিমা'আ আর বাম পাশে 
সাম্রাজ্যের উযীর ইবনু'ল-খলীল। ইবনে তায়মিয়া (র) বসেছিলেন 
সুলতানের সামনে তার মসনদের পাশেই ৷ এ সময় উমীর সুলতানের নিকট 
দরখাস্ত পেশ করেন, যিম্মী (ইসলামী রাষ্ট্রের অমুসলিম প্রজা)-কুলকে 


www.almodina.com 


১০৮ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 


আগের মতই সাদা পাগড়ী ব্যবহারের অনুমতি প্রদান করা হোক ।১ বিনিময়ে 
তারা শাহী কোষাগারে বার্ষিক সাত লক্ষ দিরহাম অতিরিক্ত রাজস্ব প্রদানের 
প্রস্তাব দিয়েছে । এ সময় দরবারীদের মাঝে এক ধরনের নীরবতা পরিলক্ষিত 
হচ্ছিল। এদের ভেতর "আল্লামা ইবনু'য-যামালকানীও ছিলেন। কাষী ও 
“আলিমদের প্রতি লক্ষ করে সুলতান এ ব্যাপারে তাদের অভিমত জানতে 
চান। কিন্তু এরপরও তারা মুখ খোলেন নি। এ সময় ইবনে তায়মিয়া (র) 
তার হাটুর ওপর ভর করে বসে পড়েন এবং অত্যন্ত আবেগোদ্দীপনা ও 
ক্রোধের সঙ্গে আলোচনা শুরু করেন এবং উযীরকে কড়া ভাষায় জেরা 
করতে থাকেন। এ সময় তীর কণ্ঠস্বর ক্রমেই উচ্চ গ্রামে উঠছিল এবং 
সুলতান তাকে শান্ত করবার চেষ্টা করছিলেন। সে সময় ইবনে তায়মিয়া 
(র) এভাবে কথাবার্তা বলেন যেভাবে কথা বলতে অপর কেউ সাহস করতে 
পারত না। তিনি সুলতানকে সম্বোধন করে বলেন ঃ নিতান্তই আফসোসের 
বিষয় হবে, (সিংহাসন পুনংপ্রাপ্তির পর) আপনার এই প্রথম দরবারের 
উদ্বোধন এমন কোন কার্ষের দ্বারা হয় যদ্দারা আপনি এই নশ্বর পৃথিবীর 
নিকৃষ্ট স্বার্থের জন্য যিশ্মীদের কোন সহায়তা করেন। আল্লাহ পাক আপনার 
ওপর কত বড় অনুগ্রহ করেছেন যে, আপনার হৃত সাম্রাজ্যকে আপনার 
হাতেই ফিরিয়ে দিয়েছেন, আপনার শক্রকে হেয় ও অপমানিত করেছেন 
এবং আপনার প্রতিপক্ষের ওপর আপনাকে জয়যুক্ত করেছেন । এতদ শ্রবণে 
সুলতান বললেন, এ আইন তো জাশনগীরের তৈরী । জওয়াবে ইবনে 
তায়মিয়া বললেন £ এটা তো আপনারই ফরমানে হয়েছিল, সে সময় 
জাশনগীর আপনারই নায়েব ছিলেন । সুলতান ইবনে তায়মিয়া (র)-র এই 
সত্য কথনে অত্যন্ত প্রীত হন এবং উক্ত আইন পূর্বের মতই বহাল থাকে ।২ 
১. বিগত দিনের তিক্ত অভিজ্ঞতা “আলিমদেরকে এই সিদ্ধান্তে পৌছুতে বাধ্য করেছিল, ইসলামী 
সাম্রাজ্যের অমুসলিম প্রজাদের পোশাক-পরিচ্ছদে কিছু বৈশিষ্ট্যসূচক চিহ্বাদি থাকা দরকার । 
ক্রুসেড যুদ্ধের পর মিসর ও সিরিয়ায় এমন বিপুল সংখ্যক খ্রিষ্টান থেকে গিয়েছিল যারা এসব 
দেশের নাগরিক ছিল না, বরং তারা ভিন দেশ থেকে এসেছিল । এরা 
বহিরাক্রম পক্ষে স্বেচ্ছাপ্রণোদিতভাবে গুপ্তচর বৃত্তি করত ৷ এ ছাড়াও তারা মুসলিম 
সমাজ জীবনে অনুপ্রবেশ করে নিজেদের প্রভাব বিস্তার করত । ৭২১ হিজরীর সংঘটিত 
ঘটনাবলীর বর্ণনা দিতে গিয়ে ইবৃনে কাছীর লিখেছেন, ২রা জুমাদা'ল-উলা তারিখে কায়রো 
EN EE GE RE ENT PE 
মসজিদ এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়। লোকেরা এই দুর্ঘটনায় এতটাই অভিভূত ছিল যে, 
সব ছিরে লে রেল রর 
শয়তানীই এর জন্য দায়ী । তারপর থেকে এই নির্দেশ জারী করা হয়, ধ্রন্টানেরা নীল রঙের 
পোশাক পরিধান করবে, পাগড়ীতে ঘণ্টি বাধবে এবং কোথাও তাদের সাহায্য-সহায়তা গ্রহণ 
করা হবে না। এরপর অগ্নিকাণ্ডের পুনরাবৃত্তি আর ঘটে নি। এসব অভিজ্ঞতার পর কিছুকাল 
থেকে মিসরের খ্রিস্টানদের ওপর নির্দেশ ছিল, তারা যরদ বর্ণের পাগড়ী পরবে । সুলতান 
নাসিরের পুনরাগমনে খ্রিস্টানেরা উক্ত নির্দেশ বাতিল করার প্রয়াস চালিয়েছিল । 


২. ইবনে কাছীর. ১৪শ খণ্ড, ৫৪ পৃষ্ঠা । 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ১০৯ 


মিসরে সুন্নতে যুসুফী 

ইবনু'ল-কালানিসী বলেন, স্বয়ং ইবনে তায়মিয়া (র) আমাকে বলেছেনঃ 
সুলতান যখন আমাকে একান্তে ডেকে নিলেন তখন তিনি আমাকে সে সব 
কাযীকে হত্যার ব্যাপারে ফতওয়া চান যারা জাশনগীরকে সমর্থন করেছিল এবং 
সুলতানকে অপসারণের ব্যাপারে ফতওয়া প্রদান করেছিল । তিনি আমাকে সেই 
ফতওয়া বের করে দেখিয়েছিলেনও । এরই সাথে তিনি আমাকে এও বলেন ৪ এ 
সমস্ত লোকই আপনার বিরুদ্ধে হাঙ্গামা বাধিয়েছিল এবং আপনাকে কষ্ট 
দিয়েছিল। সুলতানের উদ্দেশ্য ছিল, আমি যেন তার কথায় প্রভাবিত হয়ে 
তাদেরকে হত্যার ফতওয়া দিই। আমি তার মতলব ধরে ফেলি এবং আমি এ 
সমস্ত কাধী ও 'আলিম-উলামার প্রশংসা করতে শুরু করি এবং সুলতানের দ্বারা 
তাদের কোন ক্ষতি হোক তারও ভীষণ বিরোধিতা করি । আমি সুলতানকে বলি ঃ 
আপনি যদি তাদেরকে হত্যা করেন তবে এতে আপনার কি লাভ? আপনি তো 
তাদের বিনিময় পাবেন না। তিনি এরপরও আমাকে (উত্তেজিত করবার 
জন্য)বললেন $ আপনার ক্ষতি করবার জন্য চেষ্টার কোন ক্রটি তারা করে নি 
এবং আপনাকে হত্যা করবার জন্য তারা বারবার ষড়যন্ত্র করেছে। আমি বললাম 
£ আমার ব্যক্তিগত ব্যাপারের সঙ্গে সম্পর্কিত বিষয়ে আমার নীতি হল, কেউ যদি 
আমাকে কষ্ট দেয় তজ্জন্য তার বিরুদ্ধে আমার কোন অভিযোগ নেই । আমি 
তাকে সম্পূর্ণরূপে মাফ করে দিই । আর কেউ যদি আল্লাহ্‌ ও আল্লাহ্‌র রসূলের 
সঙ্গে অপরাধ করে থাকে তাহলে আল্লাহ নিজেই তার বদলা নেবেন। আমি 
আমার নিজের ব্যাপারে প্রতিশোধ গ্রহণ করি না। এভাবে আমি তাকে বোঝাতে 
থাকলাম । শেষাবধি সুলতান তাদের অপরাধ ক্ষমা করলেন।১ 

ইবনে কাছীর লিখেন, মিসরে ইবনে তায়মিয়া (র)-র সর্বাপেক্ষা বড় 
প্রতিপক্ষ ও প্রতিদ্বন্দ্বী মালিকী মযহাবের কাষী ইবনে মাখলূফ বলতেন £ আমরা 
ইবনে তায়মিয়ার মত উদার হৃদয়বিশিষ্ট কোন মানুষ আর দেখিনি । আমরা তার 
বিরুদ্ধে সুলতানকে উত্তেজিত করতে সাধ্যমত চেষ্টা করেছি (যদিও আমরা তাতে 
সফল হইনি)। কিন্তু তিনি যখন ক্ষমতা পেলেন, তখন আমাদের সবাইকে 
পরিষ্কার মাফ করে দিলেন। শুধু তাই নয়, বরং আমাদের হয়ে ওকালতি 
করলেন।২ 

সুলতানের সঙ্গে বৈঠকের পর শায়খ (র) কায়রোয় এলেন এবং আগের 
মতই পঠন-পাঠন, সংস্কার-সংশোধন ও তাবলীগী কর্মে মগ্ন হয়ে পড়লেন । তার 
মুক্তির খবর পেয়ে আগ্রহী ও অত্যুৎ্সাহী বিদ্যার্থী, তার ভক্ত ও অনুরক্তবৃন্দ 


১. ইবনে কাছীর, ১৪শ খণ্ড, ৫৪ পৃ.। ২. প্রাগুক্ত । 


www.almodina.com 


১১০ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 

চতুর্দিক থেকে ধেয়ে আসতে লাগল । শহরের “আলিম-“উলামা' হাযির হয়ে 
নিজেদের ভুলের স্বীকৃতি দিতে লাগলেন এবং ক্ষমা প্রার্থনা করতে লাগলেন । 
তিনি সবাইকেই বলে দিলেন, কারোর বিরুদ্ধেই তার কোন অভিযোগ নেই 
কিংবা কোন দাবী নেই। সবাইকেই তিনি মাফ করে দিয়েছেন। অতঃপর এদিক 
থেকে পরিপূর্ণ নিশ্চিন্ত হয়ে এবং তার মিশনের পরিপূর্ণতা সাধনের জন্য তাকে 
রাজধানীতে থাকতে হবে অনুমান করে তিনি বাড়ীতে একটি দীর্ঘ পত্র দেন। 
পত্রে তিনি তার অবস্থার কথা লিখে জানান এবং কিছু জরুরী কিতাব চেয়ে 
পাঠান। 


ইবনে তায়মিয়া (র)-র সম্মানজনক মুক্তি লাভের পর যখন তার বিরোধীরা 
দেখতে পেল, তার সৌভাগ্য তারকার আরও সমুন্নতি ঘটেছে এবং কোন 
“ইল্মী সমস্যার ভিত্তিতে এখন আর তার বিরুদ্ধে হাঙ্গামা সৃষ্টি করা কঠিন 
তখন তারা জনসাধারণকে তার বিরুদ্ধে উত্তেজিত করতে চেষ্টা করে । আর 
ইবনে তায়মিয়া (র)-র বিরুদ্ধে জনসাধারণকে উত্তেজিত করা (অন্তত মিসরে ও 
যেখানে জনসাধারণ তার সম্পর্কে খুব বেশী ওয়াকিফহাল ছিল না) খুব বেশী 
কঠিন কাজ ছিল না। অনন্তর ৭১১ হিজরীর ৪ঠা রজব তারিখে কতিপয় 
কাণ্ডজ্ঞানহীন লোক তার ওপর হাত তোলে এবং তাকে যাতনা দেয়। কিন্তু এই 
খবর হুসায়নিয়্যা মহল্লায় [সাধারণ প্রসিদ্ধি অনুসারে যেখানে সায়্যিদুনা হুসায়ন 
(রা)-এর মস্তক মুবারক দাফন হয়েছে!১ পৌছুতেই তথাকার অধিবাসীরা শায়খ 
(র)-এর ওপর হামলার প্রতিশোধ গ্রহণার্থে জমায়েত হয়। শায়খ (র) তাদেরকে 
এ থেকে নিবৃত্ত রাখেন এবং বলেন ৪ 
এ Gall ৩৮৫ ৩৮৪ 41131175191 ৬ GN ১৬৫০ ৩1৮০। 
ALS 0) 48351 
দেখ, প্রতিশোধ গ্রহণের ক্ষেত্রে তিনটি পথ খোলা রয়েছে। প্রতিশোধ গ্রহণ 
যদি আমার অধিকারে থাকে তাহলে আমি ঘোষণা দিচ্ছি, আমি আমার সে 
অধিকার প্রত্যাহার করছি। কারোর বিরুদ্ধেই আমার কোন অভিযোগ কিংবা 
দাবী নেই। আর প্রতিশোধ গ্রহণের অধিকার তোমাদের সঙ্গে সম্পর্কিত হলে 


১. এই জন্শ্রুতির বিরদ্ধে ইমাম ইবনে তায়মিয়ার নামে ৮৯ ৮১১ ১41) নামে একটি 
পুস্তিকা রয়েছে। 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ১১১ 


সেক্ষেত্রে তোমরা যদি আমার কথা মানতে প্রস্তুত না হও কিংবা সে বিষয়ে 
আমার নিকট কিছু জানতেও না চাও তাহলে তোমাদের অভিরুচি । কিন্তু 
এ অধিকার যদি আল্লাহ্‌র হয় তাহলে তিনি চাইলে সে অধিকার তিনিই 
আদায় করবেন । 


ইতোমধ্যেই ‘আসরের ওয়াক্ত এসে যায়। ইমাম জামি' মসজিদে (সম্ভবত 
জামি' হুসায়নীতে) জামা“আতে শরীক হবার জন্য যেতে উদ্যত হলে তার 
শুভানুধ্যায়ীরা (বিপদ হবে ভেবে) তাকে বাধা দেয়। কিন্তু শায়খ (র) কোনরূপ 
বাধার তোয়াক্কা না করে মসজিদ যান। সঙ্গে গেল তার বিরাট একদল অনুরক্ত 
সমর্থক। 


এরপর একবার এক প্রকাশ্য মজলিসে একজন “আলিম তাকে খুব কঠোর 
ভাষায় গালমন্দ করেন। পরে উক্ত আলিম তার ভুল বুঝতে পারেন কিংবা তিনি 
আশঙ্কা করেন হুকুমতের তরফ থেকে কোন শাস্তি নেমে আসে এর জন্য ৷ তিনি 
শায়খ (র)-এর নিকট ক্ষমা চান। শায়খ (র) খোলা মনে তাকে ক্ষমা করে দেন 
এবং বলেন, ==! ১৯১১১ “আমি আমার নিজের ব্যাপারে প্রতিশোধ গ্রহণ 
করি না।”১ 

ইমাম ইবনে তায়মিয়া (র) তার মিসর অবস্থানকালে কেবল পঠন-পাঠন ও 
কুরআন-সুন্নাহ্র প্রচার-প্রসারের মাঝেই নিজেকে সীমিত রাখেন নি, বরং 
রাজধানীতে অবস্থানের সুযোগে তিনি সুলতানকে মূল্যবান পরামর্শ দেন এবং 
সুলতানকে দিয়ে কতগুলো জরুরী উপকারী ফরমানও জারী করান । ইবনে কাছীর 
লিখেছেন, ৭১২ হিজরীতে দামিশকে সুলতানের ফরমান এসে পৌছায়, আর্থিক 
উপহার কিংবা কোন প্রকার ঘুষের বিনিময়ে যেন কাউকে কোন পদে নিযুক্ত করা 
না হয়। কেননা এর স্বাভাবিক পরিণতি হবে এই £ অযোগ্য, অবিশ্বস্ত ও 
দুর্নীতিপরায়ণ লোকেরা দায়িত্বশীল পদে এসে যাবে এবং যোগ্য, সৎ ও বিশ্বস্ত 
লোকেরা বঞ্চিত হবে। ইবনে কাছীর বলেন, এই ফরমান ইবনে তায়মিয়ার 
প্রস্তাব ও প্রচেষ্টারই ফল ছিল।২ঠিক তেমনি আরো একটি ফরমান জারী হয়, 
হত্যাকারী তথা খুনীর ওপর কোন প্রকার জুলুম কিংবা বাড়াবাড়ি করার 
এখতিয়ার কারোর নেই । হুকুমত তাকে গ্রেফতার করবে এবং শরীয়ত মুতাবিক 
তার থেকে কিসাস (বদলা, খুনের বদলে খুন) গ্রহণ করবে । ইবনে কাছীর বলেন, 
এটাও ছিল ইবনে তায়মিয়ার প্রস্তাবনার ফসল ।৩ 


১. মুহাম্মদ আবু যুহরাকৃত, ইবনে তায়মিয়া। 


২. ইবনে কাছীর, ১৪শ খণ্ড, ৬৬ পূ. । 
৩. ইবনে কাছীর, ১৪শ খণ্ড, পৃ. ৬৬। 


www.almodina.com 


১১২ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 
দামিশ্ক প্রত্যাবর্তন 

৭১২ হিজরীর শওয়াল মাসে তাতারীদের হামলার অভিপ্রায়ের খবর 
উপর্ূুপরি এসে পৌছুচ্ছিল। শেষ পর্যন্ত সুলতান নিজে মিসর থেকে বেরিয়ে 
তাদের মুকাবিলা করার সিদ্ধান্ত নেন এবং ৮ই শওয়াল তারিখে দামিশ্ক 
অভিমুখে রওয়ানা হন। ২৩ শে শওয়াল তারিখে তিনি দামিশৃক প্রবেশ করেন। 
সুলতানের সঙ্গে ইমাম ইবনে তায়মিয়া (র)ও ছিলেন যিনি পুরো সাত বছর পর 
তার স্বগৃহ মা'লৃফ-এ আসলেন। লোকে তাকে বিপুলভাবে অভ্যর্থনা জানায়। 
শহরের অধিবাসীবৃন্দ তাদের আনন্দ প্রকাশ করে। পুরুষ ছাড়া বহু মহিলাও তাকে 
এক নজর দেখবার জন্য বাইরে বেরিয়ে আসে । শায়খ-এর এ সফর ছিল 
জিহাদের নিয়তে । কিন্তু দামিশৃকে এসে যখন তিনি জানতে পারেন, তাতারী 
বাহিনী ফিরে গেছে, তখন তিনি দামিশৃক থেকে বায়তুল-মুকাদ্দাস যিয়ারতের 
নিয়ত করেন । সেখানে কিছু দিন অবস্থানের পর আরও কয়েকটি জায়গা পরিদর্শন 
শেষে ১লা যী-কা"দাহ তারিখে তিনি দামিশ্ক প্রত্যাবর্তন করেন এবং 
সার্বক্ষণিকভাবে নিজের কাজে মশগুল হয়ে পড়েন। 


ফিক্হী মসলা-মাসাইলের প্রতি বিশেষ মনোযোগ প্রদান 


এবার দামিশ্ক প্রত্যাবর্তনের পর যদিও শায়খুল ইসলাম তার পুরনো ধর্মীয়, 
তত্ত্বগত ও সংস্কার-সংশোধনমূলক কর্মে ব্যাপৃত হয়ে পড়েন এবং অভ্যাস মাফিক 
পঠন-পাঠন, ফতওয়া প্রদান ও লেখার কাজ শুরু করে দেন, কিন্তু এবার তার 
ভেতর একটি লক্ষণীয় পরিবর্তন ছিল এই, এ যাবত তার অধিকাংশ মনোযোগ 
ইসলামের “আকীদা ও মূলনীতি এবং ‘ইলমে কালামের সে সমস্ত সমস্যার দিকে 
ছিল যে সব সমস্যা আশ"আরীপস্থী ও হাম্বলী মযহাবের অনুসারী 'আলিমগণের 
মধ্যে বিতর্কের কেন্দ্র হিসাবে বিরাজ করছিল । কিন্তু এবার তার বিশেষ 
মনোযোগ ফিকহী মাসাইল ও তার অন্তর্গত খুঁটিনাটি বিষয়ের দিকে নিবদ্ধ হয়। 
মনে হচ্ছিল, এবার তিনি অনুভব করেন, তিনি প্রথমোক্ত বিষয়বস্তুর ওপর 
প্রয়োজন মাফিক উপকরণ ও দলীল-প্রমাণ সরবরাহ করেছেন এবং তার 
বক্তৃতামালা, শিক্ষকতা ও লেখনী দ্বারা সত্য উদ্ভাসিত হয়েছে। এবার তিনি তার 
তত্ত্বগত বৈশিষ্ট্য ও আল্লাহপ্রদত্ত মেধাগত যোগ্যতা নিয়ে ফিকহী মসলা- 
মাসাইলের দিকে মনোনিবেশ করেন। 

কয়েক পুরুষ ধরে ইবনে তায়মিয়া (র)-র খান্দান হাম্বলী মযহাবের অনুসারী 
হিসাবে চলে আসছিলেন । স্বয়ং ইবনে তায়মিয়া (র)-র অধিকাংশ ফতওয়া হাম্বলী 
মযহাবানুসারী । কিন্তু তাই বলে তিনি আপাদমস্তক" হাম্বলী মযহাবের আনুগত্য 
করেন নি । কুরআন ও সুন্নাহর বিপুল ভাণ্তারের ওপর তার যেমন গভীর পাণ্ডিত্য 


www.almodina.com 


সংগ্বামী সাধকদের ইতিহাস ১১৩ 


ও দখল ছিল, ফিকহী মযহাবের মূলনীতি ও প্রমাণপঞ্জীর ব্যাপারে তার যেমন 
প্রত্যৎপন্নমতিত্ব ছিল, এরপর তার পক্ষে হাম্বলী মযহাবের চৌহদ্দীর মধ্যে আবদ্ধ 
থাকা এবং শতকরা এক শ' ভাগ ক্ষেত্রেই তার আনুগত্য মেনে চলা কষ্টকর 
ছিল। সেজন্য তিনি কতক মুহূর্তে ইমাম চতুষ্টয়ের মযহাবের ভেতর সেই 
মযহাবকেই অগ্রাধিকার দিতেন যার দলীল-প্রমাণ তার নিকট অধিকতর 
শক্তিশালী মনে হত এবং যার সঙ্গে সাহাবা-ই-কিরাম ও তাবিঈদের অধিকাংশ 
জামা'আতের একমত্য থাকত । তিনি তার গভীর জ্ঞান, কুরআন-সুন্নাহ থেকে 
মসলা বের করার শক্তি ও চিন্তার দৃঢ়তা সত্তেও ইমাম চতুষ্টয়ের জ্ঞানগত শ্রেষ্ঠত্ব 
ও মর্যাদা, সর্বোত্তম ইজতিহাদ, সাধুতা, আল্লাহভীতি ও বুদ্ধিবৃত্তিক প্রাধান্যের 
স্বীকৃতি দিতেন। তার মতে, তারা (ইমাম চতুষ্টয়) ছিলেন সত্যাবেষী, সুন্নাহ্‌র দৃঢ় 
অনুসারী ও গভীর পান্তিত্যের অধিকারী । তাদের ইজতিহাদের মৌল উৎস ছিল 
কিতাবুল্লাহ ও সুন্নতে নববী, কুরআন ও হাদীসের নস (১2), পরিষ্কার ও 
সুপ্রকাশিত আল্লাহ্‌র বিধানসমূহ, ইজমা" ও শর"ঈ কিয়াস এবং এ ব্যাপারে তিনি 
আনুগত্য পোষণকারী ছিলেন, বিদ'আতী (€ ১১.) ছিলেন না। আর এজন্য তিনি 
স্বীয় যুগের সেই সমস্ত এলাকাকে খুবই অপসন্দ করতেন যারা ইমাম চতুষ্টয় 
সম্পর্কে বল্সাহীন উক্তি ও ধৃষ্টতাপূর্ণ মন্তব্য করত। এ সব লোকের মুখ বন্ধ ও 
মুজতাহিদ ইমামদের সমর্থন ও সহায়তা প্রদানের উদ্দেশে তিনি ৬.০ (১41 ৪১ 
১১-০১। ₹০১3। নামে একটি পুস্তিকা প্রণয়ন করেন। পুস্তিকাটি এতসংক্রান্ত 
বিষয়ে অন্যতম সর্বোত্তম পুস্তিকা । পুস্তিকার প্রারন্তে তিনি লেখেন £ 


৩০৯০] 5১1১০ 41553 441 8135 ৮০ ৩৮৮৮০] ভাজ উই 
২১১১৯ ৮০১4। ০৮৮47৮11৮১০ ৩1১1) sS 
১০৮০ ৮৯৬১ ৪৭৮০ ১১1 4১৮৮ 4141 ১৬1৯ Hl Yl 
JS ১11৬21১১১৯1 ভা IL os! ৪৪ ১1১০৭), 
১1 ১১1৮১০ ১৮০ (5 le 441 ৬৮৮) শীট শট? Jl 
al ৪ ১০১1) 2৬15 ১৪১৮৪ ১৯১৮০০৬০০৮০ lll 
৮১৬১ 13৮5 es ১০৮41 ৪ ৮ট শট Sl ৬১৯০৪ 
Wuyi ক এসি টা] কাঠা শট ও 1৯৮৮ ও ৯০৭1 
cable ১800০0০৮431:0-552858-5 sani ১০৪১ dst lie 
(31851 3৯7৯5 ০৯১৮৪ ১/৪/৯১ Sada 8১55 ৩ ti ৪৯৮৮৪ 
সাধক (২য়)-৮ 


www.almodina.com 


১১৪ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 
১১৭৮4। ০০ ১৯৩৩ ৩1 ৬৪৬ ০১০11 € ৮25) ৯৯৩ AE 
lls pls ale Ul ৮০ 4111 ২৯৯১ | এ ৯০৪১ ৭1১৬ ৩৮ ১৯১৪৪ 
০ ৭4 ১১১-১ 4১১০৯ শশী ৮৯ পল এও ০৯৪টি ৯] ও 
১১৮৪০ sic (৮১২৯1) ৮১। ২১১ ১1--০১। ৮০৯৯৬ ৭ ৭৩) ৪ ১৯৮০ 
5১11 ১৪০। ১০ (All) JG (১155 4১45 4111 ৬1০) ll ৩। 
১৫৯ 11১ Stasis cli (SI) Jy 11৩১ 1250 15 
-১০৮৯ 
কুরআন মজীদের সুস্পষ্ট নির্দেশ মুতাবিক আল্লাহ্‌ ও তদীয় রসূলের প্রতি 
ভালবাসার পরই ঈমানদারদের প্রতি বন্ধুত্ব ও ভালবাসার হাত বড়িয়ে দেওয়া 
তথা তাদেরকে ভালবাসা ওয়াজিব, বিশেষত সেসব “আলিম-উলামার বন্ধুত্ব 
ও ভালবাসা যারা আম্বিয়া-ই কিরামের ওয়ারিছ ছিলেন এবং যাদেরকে 
আল্লাহ তাআলা সে সব মর্যাদা দান করেছেন যার সাহায্যে আঁধারে আলো 
ও পথের সন্ধান মেলে । সকল মুসলিম এ ব্যাপারে একমত, এসব হযরত 
হেদায়েত ও জ্ঞান-বুদ্ধির অধিকারী ছিলেন । হযরত (সা.) -এর নবৃওত 
লাভের পূর্বে অপরাপর (নবীদের) উম্মতের 'আলিম সম্প্রদায় (তাদের 
অপকর্মের কারণে সবচে' নিকৃষ্ট সম্প্রদায় ছিল। কিন্তু এই উম্মতের আলিম 
সম্প্রদায় সর্বোত্তম ও সর্বোৎকৃষ্ট সম্প্রদায় । তার কারণ, তারাই হচ্ছেন এই 
উম্মতের ভেতর রসূল আকরাম সাল্লাল্লাহু “আলায়হি ওয়া সাল্লামের 
স্থলাভিষিক্ত ও উত্তরাধিকারী । তারা সুন্নাহর জীবিতকারী, তাদের মাধ্যমে 
আল্লাহ্র কিতাবের রওনক বৃদ্ধি পায়, তার প্রচলন ঘটে এবং তারাই এর 
পতাকাবাহী । আল্লাহ্র কিতাব কুরআনুল করীমের তারাই মুখপাত্র ও 
ব্যাখ্যাতা, কুরআনই তাদের রসনার পরিচ্ছদ এবং এটাই তাদের প্রমাণপঞ্জী | 
মনে রাখা দরকার, এ সকল ইমামের মধ্যে যারা সাধারণভাবে মুসলমানদের 
আস্থাভাজন ও জনপ্রিয়, এমন একজনও ছিলেন না ঘিনি জেনেশুনে রসূল 
সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লামের কোন ছোট কিংবা বড় সুন্নতের 
বিরোধিতা করেছেন । কেননা তারা সবাই নিশ্চিতই এ ব্যাপারে একমত 
ছিলেন, হুযূর আকরাম (সা.)-এর আনুগত্য ও অনুসরণ ওয়াজিব এবং 
তিনিই একমাত্র সত্তা যার সমস্ত কথা, বিধি-বিধান অবশ্য গ্রহণীয় (অন্যথায় 
অপর যে কারোর কোন কথা কবুল করাও যেতে পারে, আবার পরিতাগ 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ১১৫ 


করাও যেতে পারে)। এ সব ইমামের ভেতর যদি কারোর এমন কোন কথা 
পাওয়া যায় যা কোন সহীহ হাদীসের বিরোধী তাহলে বুঝতে হবে অবশ্যই 
উক্ত ইমামের এ বিরোধিতার পেছনে সঙ্গত কোন কারণ থেকে থাকবে, 
ওযর থাকবে উক্ত হাদীস তরক করার । এ ওযর তিন ধরনের হতে পারে ঃ 
প্রথমত, উক্ত ইমাম স্বীকারই করেন না, নবী করীম (সা.) এমনটি বলেছেন 
এবং হাদীসটি বিশুদ্ধ । দ্বিতীয়ত, তার ধারণা, এই হাদীস থেকে এ মসলা 
বেরিয়ে আসে না এবং এটা হাদীসের মর্ম নয়। তৃতীয়ত, তার গবেষণাপ্রসৃত 
সিদ্ধান্ত হল, এ হুকুম মনসূখ হয়ে গেছে।১ 


তিন তালাকের মসলা 


যেভাবে তিনি কতক মুহূর্তে হাম্বলী মযহাবের নির্ধারিত গণ্ডীর বাইরে পা 
ফেলেছেন এবং প্রাপ্ত দলীল-প্রমাণের ভিত্তিতে অপরাপর মযহাবের অগ্রাধিকার 
দান করেছেন, ঠিক তেমনি কতক মসলার ক্ষেত্রে তিনি মযহাব চতুষ্টয়ের 
বিরুদ্ধেও ফতওয়া দিয়েছেন এবং তাঁর নিকট সরাসরি প্রাপ্ত কুরআন ও সুন্নাহর 
নস ও দলীল-প্রমাণের অনুসরণ করেছেন । এ ধরনের মসলার সংখ্যা (যেখানে 
সামগ্রিকভাবে তিনি ইমাম চতুষ্টয়ের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন) সাকুল্যে 
দু'চারটের বেশী হবে না। এসবের ভেতর সবচে' বিখ্যাত মসলা হল একই 
মজলিসে তিন তালাকের মসলা । 


মসলাটি হল, যদি কেউ তার স্ত্রীকে এক মজলিসে তিন তালাক (চাই 
একবার শব্দোচ্চারণ করেই হোক কিংবা কয়েকবার ভিন্ন ভিন্ন শব্দোচ্চারণ করেই 
হোক) দিয়ে দেয় তাহলে ইমাম ও মুসলিম উম্মাহর একমত্যে উপরিউক্ত ব্যক্তি 
বিদ'আতী কথা উচ্চারণ করেছে এবং শরীয়তবিরোধী কর্ম করেছে এবং 
গোনাহগার হয়েছে, কিন্তু তার প্রদত্ত তালাকের বিধান কি? অর্থাৎ এক্ষেত্রে 
তালাক হবে কিনা এবং তার স্ত্রী তার জন্য বায়েন হবে কিঃ শরীয়ত মাফিক উক্ত 
বিধান মাফিক তার জন্য তা সম্ভব হবে কি? (যতক্ষণ পর্যন্ত না সে অপর কোন 
পুরুষের সঙ্গে নিকাহর আওতায় আসবে, তার সঙ্গে সহবাসের স্বাদ গ্রহণ করবে, 
অতঃপর কোন কারণে তাকে আবার তালাক দেবে, অতঃপর প্রথমোক্ত স্বামী 
তাকে পুনরায় বিয়ে না করবে) অথবা তিন তালাক এক তালাক হিসাবেই গণ্য 
হবে? এবং উক্ত স্ত্রীকে ফিরিয়ে নেয়া যাবে। ইমাম চতুষ্টয়,. ফিকহ ও 


১. aly Yl ০৮০ =! <i) 


www.almodina.com 


১১৬ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 
হাদীসশান্ত্রের ইমাম (ইমাম আওযা“ঈ, ইবরাহীম নাখ'ঈ, সুফিয়ান ছওরী, 
ইসহাক ইবনে রাহওয়ায়হ, আবূ ছওর বুখারী), জমহ্‌র সাহাবা ও তাবিঈদের 
অভিমত হল, বিদ'আত ও গোনাহে লিপ্ত হওয়া সত্তেও এমতাবস্থায় তিন 
তালাকই আরোপিত হবে এবং (বিনা তাহলীলে) স্বামী-স্ত্রীর পুনর্মিলন সম্ভব হবে 
না। ইমাম নববী (র) মুসলিম শরীফের ব্যাখ্যা গ্রন্থে লিখেছেন ঃ 
JUG 5১১5 16 5591 +51১53 J ৩০ Aa Ally 
৮৯/০|। ১০ ০০151) ১2৬৩ ১০৬১ ২৬১১১ 1৮৩ SLA 
- DNA ৮৬০ Aly 
“'আলিমদের মধ্যে এ বিষয়ে মতভেদ রয়েছে, যদি কেউ তার স্ত্রীকে বলে, 
“তোমাকে তিন তালাক দিলাম" এমতাবস্থায়, ইমাম শাফি'ঈ, মালিক, আবূ 
হানিফা, আহমদ (ইবনে হাম্বল) এবং পূর্ব ও পরবর্তী যুগের সমস্ত আলিমের 
মতেই তা তিন তালাক হিসাবে গণ্য হবে। 
‘আল্লামা ইবনে রুশ্দ “বিদায়াতু 'ল-মুজতাহিদ' নামক গ্রন্থে লিখেছেন ঃ 
১৯ 4১৪৯ SY Bil SM Ll te Loo Yt > 
= হ51105]1 41111 
সকল বিজ্ঞ ফকীহ এ ব্যাপারে একমত, একই সঙ্গে তিন তালাক উচ্চারণ 
করলে তা তিন তালাক হিসাবেই বিবেচিত হবে। 


শায়খুল ইসলামের প্রিয় শাগরিদ হাফিজ ইবনে কায়্যিম যাদু'ল-মা'আদ 
নামক গ্রন্থে বলেন $ 
৩০ ১৪৮৪৬ ৩৮১1 ১৩৬কীশিনিও ৮298 শি ০৬৪ 1৮৯3 

Lal 
ইমাম চতুষ্টয়, সকল তাবি'ঈ ও অধিকাংশ সাহাবায়ে কিরাম এ মতই 
পোষণ করেন । 

এ সকল হযরতের প্রমাণপঞ্জীর ভেতর কতিপয় মরফু' হাদীস উদ্ধৃত হয়েছে 
যদ্বারু! প্রমাণিত হয়, রাসূল আকরাম (স) এই সব ক্ষেত্রে তিন তালাক কিংবা 
তিন তালাকের অতিরিক্ত তালাককে তিন তালাক হিস্মবেই অভিহিত করেছেন 
নং কমিক জরে রাস একে পুত ভয়” কারার পক্ষে সা 
দিয়েছেন।১ 


১. এসব হাদীসের সনদ ও মতনের ওপর অপর পক্ষ আপত্তি তলেছেন এবং প্রথম পক্ষ সেসব 
আপত্তির সুহাদ্দিসসুলভ জওয়াব দিয়েছেন 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ১১৭ 

শায়খুল ইসলাম ইবনে তায়মিয়া (র) এবং তার কতক সাথী-বন্ধু ও 

শাগরিদের অভিমত এই যে, এই তিন তালাক (অর্থাৎ একই বৈঠকে একই 

মুখে) এক তালাক ও তালাক-ই রাজ'ঈ হিসাবে পরিগণিত হবে এবং এরপর 

স্বামী তার স্ত্রীকে এভাবে ফিরিয়ে নিতে পারবে যেভাবে একবার এক তালাকের 
পর ফিরিয়ে নিতে পারে । তিনি লিখেছেন £ 


০৯৮১১ ৮৯০ ৮০ ৯1১11 ৮৯ ২১১৮০ ৮৪ Je JS 
৩১ ৯৯১৭১৪3১1১৮ ৬2] ১৯০১৭। ০১০ pHs le lo < 
১31১ ৬৪ ১১৬ ০৮৪ ৬23 ১৬০০ ৬ ১৪ 15 ৮০ ৬৬১৪ ১৪১৪ 
৩১ ৮৮০ ৮১| (১৪৮41) ১৯৯। ১৪ নী ভাট ০০ ৬৩১৪৪ ul AS 
০ 4৯১ ৩১ এও ভ11 ৪১ 1১13 (১৮৭1) ১ গনী ১১ ৬০৯ 
_ 5০45] 
আর এই অভিমত রসূল আকরাম (স)-এর একদল বিশিষ্ট সাহাবী থেকে 
বর্ণিত আছে। এদের মধ্যে রয়েছে যুবায়র ইবনে আওয়াম, আবদুর রহমান 
ইবনে 'আওফ (রা)। হযরত আলী, ইবনে মাসউদ ও ইবনে আব্বাস (রা) 
থেকেও এর সপক্ষে একটি মত পাওয়া যায়। আর এটাই ইমাম দাউদ 
জাহিরী ও অধিকাংশ সাহাবীর মত। এ ছাড়া আবূ জাফর মুহাম্মদ 
(আল-বাকির) ইবনে আলী ইবনে হুসায়ন ও তৎপুত্র জা'ফর 
(আস-সাদিক)-এর অভিমতও তাই । আর তাই শী'আদের একটি মযহাবও 
এই মত গ্রহণ করেছে ।১ 
শায়খুল ইসলাম তার এই মতের সমর্থনে কুরআন, হাদীস ও কিয়াস থেকে 
প্রমাণপঞ্জী পেশ করেছেন।২ 
এই মসলার ক্ষেত্রে ঘটনা এই, চাই এ ব্যাপারে তিনি একা না-ই হন এবং 
তার পূর্বে প্রাচীন যুগের “উলামায়ে মুজতাহিদীনের কেউ এ মতও পোষণ করুন, 
তবুও এ বিষয়ে সন্দেহের লেশমাত্র নেই, এর খ্যাতি ও শোহরত তীর ব্যক্তিসন্তার 
দ্বারাই হয়েছিল এবং এর পতাকা বহন তিনিই করেছিলেন । আর সেজন্যই যখন 
তিনি এ মসলার ক্ষেত্রে তার পর্যালোচনা ও সুক্ষ বিশ্লেষণ পেশ করলেন এবং স্বীয় 
মতামত প্রকাশ করলেন অমনি সাধারণভাবে ফকীহ মহলে এক ধরনের বিস্ময় ও 


বিভ্রান্তির সৃষ্টি হল। 

১. ফাতাওয়া! ইবনে তায়মিয়া, তয় খণ্ড, পু. ৩৮ 

২. বিপ্তারিত আলোচনা ও প্রমাণপঞ্জীর জন্য ইবনে কমি।ম-এর যাদু'ল-মাআদ ০১০ এ 
৯০৯1 ১ EAS ESS Fb SYS এবং All সভা, 


www.almodina.com 


১১৮ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 


হলফ বি'ত-তালাক-এর মসলা ও ইবনে তায়মিয়ার নজরবন্দী 

সে যা-ই হোক, এক সঙ্গে তিন তালাকের মসলা ছিল নির্ভেজাল ফিকৃহী 
মসলা এবং ছিল ঘরোয়া ও পারিবারিক সমস্যা যার প্রভাব-প্রতিক্রিয়া দেখা দিত 
একটি খান্দানের সামগ্রিক জীবন ও যিন্দেগীর ওপর । কিন্তু দ্বিতীয় যে মসলাটির 
ব্যাপারে তিনি মযহাব চতুষ্টয় ও বিখ্যাত মতামত ও দৃষ্টিভঙ্গির বিপরীত মত 
পোষণ করেন এবং যে বিষয়টি পারস্পরিক সম্পর্ক ও লেনদেন, রাজনীতি ও 
রাজা-প্রজার পরস্পরের সম্পর্ককে পর্যন্ত প্রভাবিত করত তা ছিল হলফ 
বি'ত-তালাক-এর মসলা । 


সে যুগে হলফ বি'ত-তালাক-এর রেওয়াজ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল । 
লোকে কোন কথার ওপর অত্যধিক জোর ও গুরুত্ব দেবার জন্য অথবা স্বীয় 
বক্তব্য ও কথার সত্যতা কিংবা দৃঢ় অভিপ্রায় ব্যক্ত করতে অবলীলায় তালাকের 
আশ্রয় গ্রহণ করত এবং কথার মাঝখানে তালাক টেনে নিয়ে আসত । যেমন, 
আমি অবশ্যই এমনটি করব, অন্যথায় আমার স্ত্রী তালাক (3১৮ ৮1০ 
1১৩ ১3১7) অথবা এ আমি কখুখনোই করব না, করলে তালাক (৮! « 
1১4 ০ ১৯১১০১ 3১৬৮।) কিংবা তোমাকে এমনটি করতে হবে, নইলে স্ত্রী 
তালাক (13৫ ১৮: 3১১৮। 1০) অথবা আমি এই জিনিষ এত মূল্যে খরিদ 
করেছি, যদি ভুল বলে থাকি তবে স্ত্রী তালাক 134.) (222 3১-৮]। ৮15 
ইবনে তায়মিয়া (র) দেখতে পেলেন, আসলে এটা এক ধরনের কসম (শপথ) 
এবং তাকীদ প্রদানের একটি পন্থা । কিন্তু লোকে জোর দেবার ও নিশ্চিত বিশ্বাস 
উৎপাদনের উদ্দেশে কথার মাঝখানে অনর্থক তালাক কথাটি টেনে আনে, অথচ 
এ ক্ষেত্রে তার আসল মকসূদ তালাক নয়, থাকেও না। প্রকৃতপক্ষে এটি এক 
প্রকার কসম। কিন্তু একে ভুল বুঝে শর্তাধীনে তালাক (1০ 3১.৮) ধরে নিয়ে 
এক্ষেত্রে তালাকের বিধান প্রয়োগ করছে এবং এতে শত শত ঘর ও পরিবার শুধু 
এ কারণেই ভেঙে যাচ্ছে এবং দাম্পত্য ও পরিবারিক জীবনে গভীর সংকট ও 
বিশৃংখল অবস্থার সৃষ্টি হচ্ছে। 

এরপর হাজ্জাজ ইবনে ইউসুফের যুগ থেকে বায়'আত (খলীফার প্রতি 
আনুগত্যের শপথ) দৃঢ় ও অধিকতর মযবুত করবার উদ্দেশে বায়'আতের বাক্যের 
মধ্যে তালাক শব্দটি ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং এই শব্দটি বায়'আতের অংশে 
পরিণত হয়েছে £ যদি আমি অমুকের প্রতি আনুগত্যের শপথ প্রত্যাহার করি 
তাহলে আমার বিবি তালাক । ইবনে তায়মিয়া (র) এই মসলা নিয়ে গভাল 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ১১৯ 
চিন্তা-ভাবনার পর ফতওয়া দিতে শুরু করেন, এ হলফেরই একটি ধরন মাত্র । 
এর অন্যথাকারী কিংবা কথিত উক্তি ও বক্তব্যের বিপরীত অবস্থায় শপথ বাক্য 
উচ্চারণকারী কসম ভঙ্গকারী হিসাবে বিবেচিত হবে এবং এ ক্ষেত্রে কসম ভঙ্গের 
দায়ে তাকে কাফফারা আদায় করতে হবে; স্ত্রী তালাক হবে না। 


যদিও ইবনে তায়মিয়া (র) তার ফতওয়ার সমর্থনে মযহাব চতুষ্টয়ের কতক 
ইমাম ও তাদের কতক সাথীর উক্তি পেশ করেছেন। কিন্তু ঘটনা হল, এই 
ফতওয়া ছিল এ সব মযহাবের মশহুর মত ও ফতওয়া হিসবে-স্বীকৃত অভিমতের 
বিরোধী এবং তা ছিল ইমামের নতুন গবেষণালন্ধ পর্যালোচনা ও ইজতিহাদী 
বিশ্লেষণ । ফলে এই ফতওয়ার প্রতিক্রিয়ায় জনমনে সাধারণভাবে চিত্তচাঞ্চল্যের 
সৃষ্টি হয় এবং 'আলিম সমাজ ও কাযী মহল তাকে এ ধরনের ফতওয়া প্রদান 
থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া প্রয়োজন মনে করেন যাতে করে জনমনে 
অধিকতর চিত্ত বিক্ষোভ ও চিত্তচাঞ্চল্যের সৃষ্টি না হয়। হাফিজ ইবনে কাছীর 
৭১৮ হিজরীর ঘটনাবলীর বিবরণ পেশ করতে গিয়ে লেখেন £ 
১৫ই রবী'উ'ল-আওয়াল বৃহস্পতিবার কাযীউ'ল-কুযাত শামসুদ্দীন ইবনে 
মুসলিম ইমাম ইবনে তায়মিয়ার সঙ্গে মোলাকাত করেন এবং তাকে 
পরামর্শ দেন যাতে তিনি হলফ বি'ত-তালাক সম্পর্কে ভবিষ্যতে আর কোন 
ফতওয়া না দেন। শায়খ (র) তার এই পরামর্শ কবুল করেন এবং 
কাযীউ'ল-কুযাতের খাতিরে ও মুফতীদের রেয়ায়েত করে এই ওয়াদা 
করেন। জুমাদা'ল-উলার শুরুতে মিসর থেকে সুলতানের ফরমানও এসে 
পৌছে। এতে ইমাম ইবনে তায়মিয়া (র)-কে হলফ বি"ত-তালাক-এর 
মসলার ক্ষেত্রে ফতওয়া দেওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছিল । একটি 
প্রকাশ্য ও সাধারণ মাহফিলে এই ফরমান পড়ে তাকে শোনানো হয় । ইমাম 
এ ফরমান মেনে নেন এবং শহরে এর ঘোষণা দেওয়া হয়। সুলতানের এই 
ফরমানের পূর্বেই মুফতীদের একটি দল কাযী ইবনে মুসলিমের সঙ্গে 
ET EE 


১. এই মসলাব সঠিক রূপ ও প্রকৃতি এবং উভয়পক্ষের দলীল-প্রমাণ বোঝবার জনা দ্র. শায়খ 
মুহাম্মদ আব যৃহরা মিসরীর ইবনে ভায়াময়া নামক পশ্তুকের "হলফ বি'ত-ভালাক' অধ্যায় 


8৩৬-৩৭ 


www.almodina.com 


১২০ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 
নিকট এই অভিপ্রায় ব্যক্ত করেছিলেন, তিনি যেন এই মসলার ব্যাপারে 
নিশ্চুপ থাকেন। তিনি মতবিরোধ ও হাঙ্গামার হাত থেকে বাচবার জন্য তা 
মেনে নেন।১ 


মনে হয়, সুলতানের ফরমান প্রকাশিত হবার পর এই ধারণায় যে, 
সরকারের এই মসলার ব্যাপারে হস্তক্ষেপ করবার কোনই অধিকার নেই এবং 
কোন “আলিমের পক্ষে হুকুমতের ভয়ে তার ইল্ম ও “আকীদা গোপন করা 
জায়েয নয় অথবা এই মসলার ব্যাপারে তিনি পরিপূর্ণরূপে নিশ্চিত হয়ে 
গিয়েছিলেন এবং তার বক্ষ আরও উন্মুক্ত হয়ে গিয়েছিল বিধায় পুনরায় তিনি তার 
তাহকীক মুতাবিক ফতওয়া দেওয়া শুরু করেন এবং হুকুমতের নিষেধাজ্ঞামূলক 
ফরমানের কোন পরওয়াই করেন নি। সেজন্য ইবনে কাছীর ৭২০ হিজরীর 
সংঘটিত ঘটনাবলীর বিবরণ দিতে গিয়ে বলেন ঃ 


২২ শে রজব বৃহস্পতিবার দারু'স-সা'আদায় নায়েব-এ সালতানাতের 
উপস্থিতিতে বৈঠক অনুষ্ঠিত হয় । এতে মযহাব চতুষ্টয়ের কাষী, মুফতী ও 
শায়খুল ইসলাম শরীক হন। বৈঠকে শরীক ব্যক্তিবর্গ এই বলে আপত্তি 
উত্থাপন করেন, তিনি (ইবনে তায়মিয়া) তালাকের মসলায় পুনরায় ফতওয়া 
দিতে শুরু করেছেন। অনন্তর নায়েব-ই সালতানাত তাকে দুর্গের ভেতর 
নজরবন্দী করবার নির্দেশ জারী করেন এবং তিনি (৭২০ হিজরীর ২২শে 
রজব) কেল্লার ভেতর অবরদদ্ধ হন। 
কিন্তু তার এই বন্দী জীবন খুব দীর্ঘস্থায়ী হয়নি । পাচ মাস আঠার দিন পর 
১০ই মুহাররাম ৭২১ হিজরীতে সরাসরি মিসর থেকে তার মুক্তির নির্দেশ এসে 
পৌছে এবং তাকে মুক্তি দেওয়া হয়।২ 


শেষ বন্দিতৃ 

৭২১ হিজরী থেকে ৭২৬ হিজরী পর্যন্ত প্রায় সাড়ে পাচ বছর শায়খুল 
ইসলাম পূর্ণ আযাদী ও মনোনিবেশ সহকারে দর্স-তাদরীস, গ্রন্থ প্রণয়ন, ফতওয়া 
প্রদান ও ওয়া'জ-নসীহতের ভেতর মশগুল হয়ে পড়েন । এই সময়ের মধ্যে তিনি 
বেশীর ভাগ মাদরাসা হাম্বলিয়া অথবা কাসাসীনে অবস্থিত নির্ধারিত মাদরাসায় 
পাঠ দান করতেন। ইতিমধ্যে তিনি তার পুরনো কিতাবাদি ও ছোট-খাট 
পুস্তক-পুস্তিকার দিকেও নজর দেন এবং কতিপয় পুস্তক নতুন প্রণয়ন করেন। 


১. আল-বিদায়া ওয়ান নিহায়া, ৪র্থ খণ্ড. ৮৭ পু. 
২. গ্রাল-পিদায়া ওয়ান নিহায়া, ৪র্থ খণ্ড, ৮৭ 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ১২১ 


সম্ভবত তিনি এই সময়ে অনেক বেশী উপকারী কাজ করতে পারতেন এবং 
তাঁর লেখনী থেকে কতকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে বেশ কিছু মূল্যবান ও দুর্লভ 
কিতাব বেরিয়ে আসত। কিন্তু তার জ্ঞানগত শ্রেষ্ঠত্, কতকগুলো 
মসলা-মাসাইলের ক্ষেত্রে তার একক সিদ্ধান্ত ও অভিমত তার সমসাময়িক 
কালের লোকদের জন্য এবং স্বয়ং তার জন্য ছিল এক বিরাট পরীক্ষা যার জন্য 
তাকে বারবার বিরাট মূল্য দিতে হত। এরপরও বেশী দিন নিশ্চিত ও আরামে 
উপবেশন করা ভাগ্যে জুটত না। মাত্র কিছু দিন অতিবাহিত না হতেই নতুন 
আরেকটি মসলা আলোচনার বিষয়ে পরিণত হয় যা ইতর-ভদ্র নির্বিশেষে 
সর্বশ্রেণীর মানুষের মনোযোগ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাড়ায় যা তালাকের 
মসলার মত শুধু নির্ভেজাল ফিকহী মসলা ছিল না, বরং এতে আবেগের 
উপাদানও ছিল এবং যার ভেতর জনমন বিক্ষুব্ধ করবার মত উপকরণও ছিল 
প্রচুর । বলা দরকার, মসলাটি ছিল হুযূর আকরাম (স)-এর কবর যিয়ারত 
সম্পর্কিত। 

সতের বছর আগে ইবনে তায়মিয়া (র) ফতওয়া দিয়েছিলেন, কোন কবর 
যিয়ারতের উদ্দেশে -চাই কি তা রওযা মুবারকই হোক না কেন (এর অধিকারীর 
ওপর হাযারো দরূদ ও সালাম বর্ষিত হোক) ইহতিমামের সঙ্গে সফর করা 
(আরবী ভাষায় যাকে |= ||45 বলা হয়) জায়েয নয় । কেননা এ সম্পর্কে 
হাদীসে উক্ত হয়েছে ঃ 
১।১৯।৬৯-৮.| : solace 2595 ৬1031 ৮৯1০৩ 

- SAY 2৩ 

তিনটি মসজিদ ব্যতিরেকে আর কোথাওর উদ্দেশে ইহতিমামের সঙ্গে সফর 

করবে না। মসজিদ তিনটি হল 8 মসজিদু'ল-হারাম, আমার মসজিদ অর্থাৎ 

মসজিদে নববী ও মসজিদু'ল-আকসা (বায়তু'ল মাকদিস)। 

অতঃপর তিনি স্বাভাবিক নিয়মেই এর শরঈ হেকমত এবং এর বিরোধিতার 
ক্ষেত্রে এর খারাপ ও ক্ষতিকর দিকগুলো তুলে ধরেছেন । এর সংক্ষিপ্তসার এরূপঃ 

উল্লিখিত তিনটি মসজিদবহির্ভত অন্য কোথাও ইহতিমামের সঙ্গে সফরের 
দ্বারা শির্ক ও শিরকমূলক ‘আকীদা ও "আমলের দরজা খুলে যাবে ! লোকে 
এরূপ যিয়ারতকে ইবাদত ও আল্লাহ্র নৈকট্য লাভের মাধ্যম মনে করতে 
থাকবে । সেখানে পৌছে শরীয়ত নির্দেশিত সীমারেখা লংঘন করবে এবং 


www.almodina.com 


১২২ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 
তওহীদের অঞ্চল-প্রান্ত হস্তচ্যুত হবে । হুযূর আকরাম (স) স্বীয় কবর মুবারককে 
অজ্ঞ জাতিগোষ্ঠী ও রসম-রেওয়াজের হাত থেকে মুক্ত রাখার লক্ষ্যে এতখানি 
উদৃথ্রীব ছিলেন যে, তিনি বলেন £ 
- 1১৯৮০১40301 ১৬১৪ 1১১৯০] ১৮০০৩ ase 441 ০ 
আল্লাহ পাক ইয়াহ্‌দী ও নাসারাদেরকে লা'নত দিন। কেননা তারা তাদের 
নবীদের কবরগুলোকে মসজিদ বানিয়ে ছেড়েছে ।১ 
অধিকন্তু তিনি বড়ই ইহতিমামের সঙ্গে দু'আ করতেন ঃ 


১১৪ ৮৮1০ 41411 ২৯৪ 1 Li 0১১৩ দাও DY ll 
= 1১৯০০৪১12৪5] ১৯৯৪ 193১৩। 

হে আল্লাহ! তুমি আমার কবরকে পূজার স্থান বানিও না। আল্লাহ্‌র ক্রোধ সে 
সব জাতিগোষ্ঠীর ওপর কঠোরতর হোরু যারা তাদের নবীদের কবরকে 
মসজিদ বানিয়েছে ।২ 
তিনি আরও ইরশাদ করেছেন $ 

১১১৩ ৮১১০৯৫০১৮০০ 0৮৪ 15 13123 le ৬১ লিও 1১১৯১০২ 
তোমরা আমার কবরকে আনন্দ উৎসবের স্থান বানিও না, বরং তোমরা 
আমার উদ্দেশে দরূদ ও সালাম পাঠাবে । আর তোমরা যেখানে থেকেই 
দরূদ ও সালাম পাঠাও না কেন তা আমাকে পৌছান হবে ।৩ 


আর এজন্যই তিনি কোন প্রান্তর কিংবা ময়দানে দাফন হওয়াকে পছন্দ 
করেন নি, বরং তিনি হযরত 'আইশা (রা)-র কামরায় দাফন হন। স্থান হিসেবে 
এটি ছিল সবচে’ নিরাপদ ও সুরক্ষিত। এসবের একমাত্র দাবী ছিল, রওযা 
মুবারককে সে সমস্ত সমূহ বিপদাশংকা থেকে মুক্ত ও সুরক্ষিত রাখা এবং 
ইহতিমামের সঙ্গে দলে দলে যিয়ারতের উদ্দেশে আগমনের অনুমতি না দেওয়া । 
অবশ্য যারা মসজিদে নববী (স)-তে সালাত আদায়ের নিয়তে আগমন করবেন 
১. বুখারী ও মুসলিম 


২. মালিক ও মুসনাদ ইমাম আহমদ 


৬ পাটি 0:১০ 
neil শাল! দত গুতা ও 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ১২৩ 
তারা সুন্নত তরীকায় রওযা মুবারক যিয়ারত করবেন এবং রসূল (স)-এর ওপর 
দরূদ ও সালাম পাঠাবেন যেভাবে সাহাবা-ই কিরাম (রা) ও তাবি“ঈন 
পাঠাতেন।১ 

বিভিন্ন কার্যকারণের ভিত্তিতে সতের বছর পূর্বের এই ফতওয়া টেনে বের 
করা হয় এবং ব্যাপকভাবে তা প্রচার করা হয়। এর ফলে একদিকে যেমন 
সাধারণ মুসলমানদের আবেগ-অনুভূতিতে আঘাত লাগে, যারা এই যিয়ারতকে 
এক বিরাট নেমত ও মহাসৌভাগ্যের বিষয় বলে মনে করত এবং এই নে“মত 
লাভে যারা গভীরভাবে আগ্রহী ছিল তারা এর ভেতর রসূল আকরাম (স)-এর 
দরবারের প্রতি যথাযোগ্য সম্মান ও আদব প্রদর্শনে কমতি লক্ষ্য করেন। অপর 
দিকে ‘উলামায়ে কিরাম এর ভেতর গোটা উম্মার বিরোধিতা ও তার নিজের 
আত্মন্তরিতা দেখতে পান। আর সম্ভবত এটাই ছিল তার বিরোধিতার আসল 
কারণ । 


যা-ই হোক, এই মতবিরোধ এতখানি গুরুত্ব লাভ করে এবং এর এতটা 
চর্চা চলে যে, শেষ পর্যন্ত তৎকালীন হুকুমত (“উলামায়ে কিরাম কর্তক হুকুমতের 
দৃষ্টি আকর্ষণ অথবা নিজেদের রাষ্ট্রীয় শান্তি-শৃংখলা রক্ষার স্বার্থে) এতে হস্তক্ষেপ 
করা সমীচীন বোধ করেন এবং ৭২৬ হি. ৭ই শাবান তারিখে তাকে (ইবনে 
তায়মিয়াকে) বন্দী করবার নির্দেশ জারী হয়। শায়খ (র) এই নির্দেশকে খোশ 
আমদেদ জানান এবং অত্যন্ত আনন্দ ও উৎফুল্ল মনোভাব প্রকাশ করেন । তিনি 
তাকে বন্দী করবার নির্দেশ জারীর সংবাদ পেতেই বলে ওঠেন ঃ 


- ১১৯১৩ ২৮/১০০১ PS i 1১১৩ ১ 1 ১৮১৮০ SUI 


আমি তো এরই অপেক্ষায় ছিলাম । আর এর ভেতর প্রচুর কল্যাণ ও বিরাট 
স্বার্থ লুকিয়ে রয়েছে। 


১. তার উদ্দেশ্য ও লক্ষ্য সম্পর্কে যতদূর জানা যায় তাতে (আল্লাহর ওয়াহদানিয়াত তথা 
একত্ববাদের যত বেশী পারা যায় ইহতিমাম করতে হবে এবং শিরক ও মুশরিকী আমল ও 
রসম-রেওয়াজের তামাম পন্থা রুদ্ধ কতে হবে) কোন জ্ঞানী ব্যক্তি তার সঙ্গে দ্বিমত পোষণ 
করতে পারেন না। কিন্তু এর জন্য নবী করীম (স)-এর কবর যিয়ারতকে আদতে বন্ধ করে 
দেওয়া অনুভূতির তীক্ষতা ও বাড়াবাড়ির হাত থেকে মুক্ত নয় আর এটি এমন বিষয়ও নয় যা 
তার জ্ঞানগত ও ধর্মীয় মর্যাদার পরিপন্থী । তার প্রতি আমাদের সুধারণা ও তার কামালিয়তের 
স্বীকৃতি দানের পথে প্রতিবন্ধক লয় ; এ মসলা এতটা সঙ্গীন ও ছিল না যার জনা তাকে বন্দী 
করতে হবে এবং তিনি সেই অবস্থাতেই দুলিয়া থেকে বিদারা নোবেন 


www.almodina.com 


১২৪ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 

শায়খ (র)-কে দামিশ্ক দুর্গে স্থানান্তরিত করা হয়। সেখানে তার জন্য 
একটি প্রাসাদ-কক্ষ খালি করে দেওয়া হয়। বাইরে থেকে পানির ঝর্ণা দুর্গের 
ভেতর নিয়ে আসার ব্যবস্থা করা হয়। ইমামের খেদমত ও আরাম-আয়েশের 
প্রদান করা হয়। ব্যয় নির্বাহের জন্য হুকুমত প্রয়োজনীয় অর্থও বরাদ্দ করে। 


দুর্গাভ্যন্তরে অবরুদ্ধ হবার পর লোকেরা প্রতিশোধমূলক কর্মকাণ্ড 
পরিচালনার অবাধ সুযোগ লাভ করে। হিংসুটে ও বিরোধী পক্ষের লোকেরা এ 
সময় তার বিভিন্ন বন্ধু-বান্ধব ও শাখরিদদের ওপর আক্রমণ চালায় । কতককে 
পশুপৃষ্ঠে আরোহণ করিয়ে চতুর্দিকে প্রদক্ষিণ করানো হয় এবং ঢ্যাড়া পেটানো 
হয়। অতঃপর কাষীউ'ল-কুযাতের হুকুমে একটি জামা'আতকে কয়েদও করা 
হয়। কিছু দিন পর তাদের সবাইকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু শায়খুল ইসলামের 
বিশিষ্টতম শাগরিদ ও স্থলাভিষিক্ত হাফিজ ইবনে কায়্যিম স্বীয় উস্তাদ ও 
শায়খ-এর সঙ্গেই থাকেন এবং শায়খ (র)-এর ওফাতের পর মুক্তি পান।৯ 


“আলিম ও ধার্মিক লোকদের দুঃখ ও ক্ষোভ প্রকাশ 


শায়খুল ইসলাম (র)-এর কয়েদ ও নজরবন্দী যেখানে বিরোধী ও হিংসুটে 
লোকদের একটি ক্ষুদ্র দলের আনন্দ ও পরিতৃপ্তি লাভের কারণ হয়, সেখানে 
হাযার হাযার আলিম ও লক্ষ লক্ষ মুসলমানের জন্য তা দুঃখ ও বেদনার কারণ 
হয়। তারা একে সুন্নাহর মুকাবিলায় বিদ'আতের বিজয় এবং হক ও হকপন্থীদের 
জন্য অবমাননার সমার্থক হিসাবে ধরে নেয়। সাম্রাজ্যের বিভিন্ন কোণ থেকে এবং 
বড় বড় ‘আলিম ও ধার্মিক লোকের পক্ষ থেকে সুলতান-ই-সু*আজ্জাম 
(আল-গ্লালিকু'ন-নাসির)-এর খেদমতে এমন সব চিঠিপত্র আসতে শুরু করে 
যেসব চিঠিপত্রে এ ঘটনায় তাদের মানসিক প্রতিক্রিয়া ও বিস্ময়ের প্রতিফলন 
ঘটেছিল । এ ক্ষেত্রে আমরা কেবল একটি চিঠি যা বাগদাদের “উলামায়ে কিরাম 
সুলতানের খেদমতে পাঠিয়েছিলেন, উদ্ধৃত করছি। এর থেকেই পরিমাপ করা 
যাবে, শায়খ (র)-এর দাওয়াত ও খ্যাতি তৎকালীন মুসলিম জাহানে কিভাবে 
ছড়িয়ে পড়েছিল এবং সমস্ত হকপন্থী তার ব্যক্তিত্বের সঙ্গে কতখানি সম্পর্কিত ও 
তার প্রতি কতটা আকৃষ্ট ছিলেন। 'উলামায়ে বাগদাদ লিখেন $ 


১. ইবনে তায়মিয়া. মুহাম্মদ আবু মুহরাকত, ৮০ পৃ, 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ১২৫ 


৮৮৮০ Eales ৬৯11১ Al NAN Jal € ১৪4 
০৮/০4/১৯৮০ Ul als as ০৪ asl dl প্রত 94531 ৮9 
০১৮০১ ৩০৮৯০ ০১১ ৮৮৬০১1১৮৪৭৭) ৪১ ৮5 5৩ ৬৮501 
১৮০ lll sia ale 19015 2 ৩5৮03 ০1৯31 Al ১০৯৪১ 
SLA ১১৮৩৮০91১৯3 ৩৯৬ ৮4241 AOS ৮০ 10৮41 ১৯৪ 
lil ১০১ bill ১০১। lia ০৮৯ 1১৮১। ৮৮৮11) 2৮3 
asl; «2০ BLA Li lls mall ৬৪ ১$:১৬৯। 15553 ৮3১৩ 401 
alc ১০ 15১53 ১৯10৪ ৪ 41411 *-৮/১০ (27541 42 ০৮৯৮০ ১০৬৮০ 
Jd ৮০১১ ৯৪ cw LDU) লিও HM ০৯৮০ LS) 
lia ৮/০ ১৫১০ 5৯৩ ১1১৩ ৪০০০৩ ১১৮১৯০। 44) ১51 ৪1১5১ 
- ৩১০১৮] 51১1 ৬১-১এ ২৯৮০০ ও ৩০৭) 
পূর্বাঞ্চালের শহরগুলো ও ইরাকের অধিবাসীরা যখন জানতে পারল, শায়খুল 
ইসলাম ও তকীয়্যুদ্দীন আহমদ ইবনে তায়মিয়ার জীবনকে সংকুচিত ও 
দুর্বিষহ করে তোলা হচ্ছে তখন মুসলিম জনসাধারণ সে সংবাদে অত্যন্ত কষ্ট 
অনুভব করে এবং ধার্মিক ব্যক্তিগণ তীব্র মানসিক যাতনা ভোগ করেন। 
দেখা গেল, এর ফলে ধর্মদ্রোহী (মুলহিদ)-রা অত্যন্ত আনন্দিত হয়েছে, 
উৎফুল্ল হয়েছে। প্রবৃত্তিপূজারী ও বিদ'আতীরা ইমামের দুরবস্থা দেখে 
আহ্লাদে আটখানা হয়েছে । এদিককার “উলামায়ে কিরাম যখন এ ঘটনার 
গুরুত্ব সম্পর্কে জানতে পারলেন এবং তারা যখন দেখতে পেলেন, বিদ'আতী 
ও বাতিলপন্থীরা এই শ্রেষ্ঠতম মুসলিম মনীষী ও “আলিমগণের ইমামের এই 
অবমাননা ও দুঃসহ সংকেট আনন্দে উৎফুল্ল তখন তারা এই অনভিপ্রেত 
ঘটনা ও এর (অশুভ) প্রভাব-প্রতিক্রিয়া সম্পর্কে সুলতানকে অবহিত করা 
প্রয়োজন মনে করলেন এবং শায়খ (র)-এর ফতওয়ার সমর্থনে নিজেদের 
উত্তর লিখে পাঠালেন । তারা শায়খ (র)-এর “ইল্ম (জ্ঞান ও বিদ্যাবস্তা), 
তার শ্রেষ্ঠত্ব ও মর্যাদা সম্পর্কে নিজেদের অনুভূতি ও উপলব্ধিও লিপিবদ্ধ 
করেন এবং এ সবই মালিকু'ল-মু'আজ্জামের খেদমতে পাঠিয়ে দেন । আর 
এসবের পেছনে উদ্দেশ্য ছিল নিছক একটাই আর তা হ'ল ধর্মীয় 
মর্যাদাবোধের দাবী ও মুসলিম সুলতানের কল্যাণ কামনা ।১ 


১ উকদুদ্ধকিয়া, ৩৫০ পূ: কা গয়াকিবুদ্পনিযি » ১৯৮ পৃ, 


www.almodina.com 


১২৬ শায়খুল ইসলাম হাফিজ ইবৃন তায়মিয়া (র.) 
কারাগারে ইবনে তায়মিয়া (র)-র কর্মব্যস্ততা 

দীর্ঘকাল পর কারাগার জীবনে শায়খ (র) তৃপ্তির নিঃশ্বাস ফেলতে এবং 
একাগ্রতারূপ মহাসম্পদ লাভে সক্ষম হন। সম্ভবত এর প্রতি লক্ষ্য করেই তিনি 
বলেছিলেন, ৪১৩ ২2.০০5 ১ ১১৯১৩ ১১ 4 তিনি এই নির্জন ও নিঃসঙ্গ 
জীবনের পরিপূর্ণ মর্যাদা দান করেন এবং পরিপূর্ণ আত্মনিমগ্রতা ও গভীর আগ্রহ 
সহকারে ইবাদত ও তেলাওয়াতে কালামে পাকের ভেতর মশগুল হয়ে পড়েন। 
এরপর হাতে যা কিছু সময় থাকত তা অধ্যয়ন, গ্রন্থ রচনা ও স্বীয় গ্রন্থের 
সংশোধন ও পরিমার্জনের কাজে ব্যয় করতেন । আর এটিও ছিল স্বয়ং এক 
চিরন্তন ইবাদত । এই অবকাশ জীবনে তার সবচে' বড় নেশা ছিল কুরআন পাক 
তেলাওয়াত । এবারের বন্দী জীবন ছিল দু'বছরের । এই সংক্ষিপ্ত মুদ্দতে তিনি 
তার ভাই শায়খ যয়নুদ্দীন ইবনে তায়মিয়ার সাথে কুরআন মজীদ ৮০ বার খতম 
করেন।১ 


কারাগারে তিনি যা কিছু লিখেছিলেন তার বেশীর ভাগই ছিল তাফসীর 
সম্পর্কিত। এর কারণও ছিল সম্ভবত তেলাওয়াতের আধিক্য ও কুরআন মজীদ 
গভীর অভিনিবেশ সহকারে অধ্যয়ন। কতিপয় মসলা বিষয়ে তিনি পুস্তিকা ও 
উত্তর পত্র লেখেন। বাইরে থেকে যেসব গুরুত্বপূর্ণ ও বিশেষ তত্ত্বগত প্রশ্রাদি ও 
ফিক্হী সংক্রান্ত খুঁটিনাটি বিশ্লেষণ চেয়ে পাঠানো হত তিনি তার জওয়াব 
দিতেন। সাধারণ দর্স প্রদান ও ওয়া'জ-নসীহত ছাড়া তার আর সব কিছুই 
রুটিন মাফিক চলছিল, তেলাওয়াতের আধিক্য ও ইবাদতের মাত্র। বৃদ্ধি 
পেয়েছিল। 


নতুন বিধিনিষেধ, লেখাপড়ার উপকরণাদি থেকে বঞ্চিত 


কারাগারে বসে শায়খ (র) যা কিছুই লিখতেন লোকে তা হাতে হাতে লুফে 
নিত এবং তা দেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত পৌছে যেত। 
অপরাপর যেসব পুস্তক-পুস্তিকা ও মসলা-মাসাইল তিনি জেলখানায় বসে 
লিখেছিলেন তার ভেতর একটি পুস্তিকা ছিল যিয়ারতের মসলা সম্পর্কিত । এতে 
তিনি মিসরের আবদুল্লাহ্‌ ইবনু'ল-আখনাঈ নামক মালিকী মযহাবের একজন 
কাষীকে প্রত্যাখ্যান করেছিলেন ।১ এতে তিনি প্রমাণ করেন, উল্লিখিত কাষী খুবই 
অল্প জ্ঞানের অধিকারী অকাট মূর্খ ছাড়া আর কিছু নন। কাযী সাহেব এর বিরুদ্ধে 


১. আল-বিদায়া, ১৩৮ পু. 
২. ত্র ২৮5১1 মিসর থেকে মুদ্রিত ৷ 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ১২৭ 


সুলতানের নিকট অভিযোগ দায়ের করেন এবং নিজের ক্রোধ প্রকাশ করেন। 
অতঃপর সুলতান ফরমান জারী করেন, শায়খ-এর নিকট কাগজ কলম দোয়াত 
যা কিছু আছে তা ছিনিয়ে নেওয়া হোক এবং তার নিকট এমন কিছু যেন না 
থাকে যার সাহায্যে তিনি লিখতে পারেন। 


৭২৮ হিজরীর ৯ই জুমাদা'ল-উখরা এই নির্দেশ পালিত হয়। তার কাছ 
থেকে লেখাপড়ার সর্ববিধ উপকরণ ছিনিয়ে নেওয়া হয়। ১লা রজব তারিখে তার 
সমস্ত পাণ্ডুলিপি ও লিখিত পৃষ্ঠা জেল থেকে তুলে “আদিলিয়া*র বড় কুতুবখানায় 
(লাইব্রেরী) নিয়ে রাখা হয়। এসব কিতাবের পরিমাণ ছিল ষাট খণ্ডের এবং 
১৪টি কাগজের সেরেজা ছিল যাতে তিনি লেখাপড়া করতেন। 


কয়লার সাহায্যে লিখন 


এত কিছুর পরও শায়খ (র) কোনরূপ ক্ষোভ প্রকাশ করা থেকে বিরত 
থাকেন, এমন কি হুকুমতের নিকট অভিযোগটুকু পর্যস্ত তিনি করেন নি। তার 
থেকে দোয়াত কলম নিয়ে যাবার পর এদিক ওদিক ছড়িয়ে-ছিটিয়ে থাকা বিক্ষিপ্ত 
কাগজপত্রে কয়লার সাহায্যে লিখতে শুরু করেন। তার কতিপয় পুস্তিকা ও নিবন্ধ 
কয়লা লিখিত পাওয়া গিয়েছিল এবং বহু কাল এগুলো উক্ত অবস্থায় সংরক্ষিত 
থাকে । এরূপ অসহায় ও নিঃসম্বল অবস্থায় তাকে শোকরগুযার ও সন্তুষ্টচিত্ত মনে 
হত। তিনি এও অনুভব করতেন, তিনি জিহাদের ময়দানের মর্দে মুজাহিদের 
মর্যাদাধারী এবং এক্ষেত্রে অবস্থার কোন হেরফের হয়নি । এক পত্রে তিনি বলেন ঃ 


1১১ ৮১১৫৯ ৭১ 45 ভাই ১৮৫1 2৯5 ভাই ১০৯ 44১ ০৯১ 
11১ ,0৮১০19 SY Tally LDA SUG elle Iie 
3 lll ১১৫ ০৫1১ wlll ৮০ 5৮545 4441 pas lel ০4৩৩ 
- ৩৬০ 
আলহামদুলিল্লাহ্‌! আমরা এক বিরাট জিহাদ ফী সাবীলিল্লাহর ভেতর ব্যাপৃত 


আছি। আমাদের এখানকার জিহাদ কাযানের ঘটনা, কোহিস্তানের জিহাদ, 
জাহমিয়া ও ইত্তিহাদী (ওয়াহদাতু'ল-ওজুদ মতবাদী) প্রমুখের বিরুদ্ধে 
২. এই ইমারতটি আজ আল-মাকতাবা জাহিরিয়ার সামনে অবস্থিত । এখানেই ইবনে খাল্লিকান 


তার বিখ্যাত পুস্তক ৮১০১। ১১) লিখেছিলেন, আল-ফিয়াহ গ্রন্থ প্রণেতা ইবনে মালিক 
দরস প্রদান করেছিলেন । বর্তমানে মাজমউল ইলমী আল-আরাবীর কেন্দ্র 


www.almodina.com 


১২৮ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 


সংগ্রাম আমাদের অতীত জিহাদগুলোর তুলনায় মোটেই কম গুরুত্বপূর্ণ নয়। 
এটি আল্লাহ্‌ পাকের তরফ থেকে আমাদের ওপর এক বিরাট ইহসান । কিন্তু 
অধিকাংশই লোকই এর হাকীকত সম্পর্কে অবহিত নয় ।১ 


আত্মসমর্পণ ও আত্মতুষ্টি এবং হাম্দ ও শোকর 


অপর এক পত্রে তার ঈমানী অবস্থা, আল্লাহর ইচ্ছার নিকট আত্মসমর্পণ এবং 
তার ইচ্ছাকেই সন্তুষ্ট চিত্তে মেনে নেবার শান নিঙ্গোক্তভাবে প্রতিফলিত হয়েছে ঃ 
২৫৯19 as ly Sls 10২0 Ula, Le JS 
lls ১৯ 491 2৮5০ 01921 ul 
১০ 4০৮০1৮০42১১ ৩০১ ০১১০ ১৯। ৬০ ৯১০১৩ ll 
৬৪১ ৮১৮৪ 2৮০ ৩০ ৮০৮১০। ৮53 ais 
০৮৯ ০৩ ৬০ ৮৮০1৭ ৩১৮৯৪ 4441 ১৫৪০৪ ৩ 415 Ad 
৮541০ 43১৭1 ৬ ১5540 45৬5০ PAs 
৪1১45411215 45151৮51,1 এএ 125 SOSA 
আল্লাহ পাক তার বান্দার জন্য যে ফয়সালাই করেন তার ভেতরেই কল্যাণ, 
বরকত, রহমত ও হেকমত নিহিত রয়েছে। আর নিশ্চয় আমার রব তার 
ইচ্ছা ও অভিপ্রায়ের ক্ষেত্রে অতি সূন্ষ্, আর তিনি শক্তিশালী, পরাক্রমশালী 
ও মহাবিজ্ঞ। মানুষ কেবল তার গোনাহ্‌্র কারণেই ক্ষতির সম্মুখীন হয়। 
(আল্লাহ বলেন) “তুমি যা কিছু ভাল পাও তা আল্লাহ্‌র পক্ষ হতে লাভ কর 
আর খারাপ যা কিছু পাও তা তোমার নিজের অর্জিত ।" এজন্য বান্দাহ্‌র 
পাঠ করা এবং নিজ গোনাহ্‌্র জন্য তার দরবারে তওবাহ ইস্তিগফার করা। 
আর তা এজন্য করতে হবে, শোকর আদায় সজীব ও অধিকতর নে*মত 
লাভের কারণ হয় এবং তওবাহ ইস্তিগফার আল্লাহ্র ক্রোধ ও শাস্তিকে 
প্রদমিত করে । আর আল্লাহ তা'আলা তদীয় বান্দাহ্‌র জন্য যে ফয়সালাই 
করেন তা তার অনুকূলে শুভ প্রমাণিত হয়। হাদীস শরীফে উক্ত হয়েছে ঃ 
মু'মিন যখন আল্লাহর তরফ থেকে কোন নে*মত ও আনন্দদায়ক বস্তু লাভ 
করে তখন শোকর আদায় করে । আর যখন বিপদ মুসীবত আপতিত হয় 
তখন সবর করে. ধৈর্য ধরে ৷ এটাই তার জন্য কল্যাণ । 


১. ইবনে তায়মিয় থুখন্মদ আবু যাহরাকৃত 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ১২৯ 
শায়খ (র) এ অবস্থায় স্বীয় অভিমতের বিশুদ্ধতা ও নিজের নির্দোষিতা 
সম্বন্ধে পুরোপুরি স্থির নিশ্চিত ছিলেন । তিনি তার অপরাধ স্রেফ এতটুকুই মনে 
করতেন, তিনি একটি শর“ঈ মসলার ক্ষেত্রে সমসাময়িক শাসকের কথা অমান্য 
করেছেন এবং যাকে তিনি হক মনে করেছেন, জিদ ধরে তিনি তার ওপর আড় 
হয়ে দীড়িয়েছেন। তিনি তার এ অপরাধের স্বীকৃতি দিয়েছেন এবং একে তিনি 
তার ঈমান ও তওহীদের দাবীর পরিপূরক মনে করেন। 
৩৬৯০৬ ৩৪৯০ ৮৯৮১ ৮১০০ ১১৬৯ +51১৮০০ LE 
১:১০ cat pl 41১০৩ 1৮৭ 4111 ১০13০৮৯৬5৮৪ Sa 05888 
- ৩-০/০। 30850১41৮১৩ Ul A ৭৩০1৮ ১৬৯৩ 
আমার বিরুদ্ধে তাদের সবচে' বড় অভিযোগ হল, একজন মানুষের (যিনি 
অপরাপর মানুষের মতই আল্লাহ্‌র একজন বান্দাহ) নির্দেশ অমান্য করা 
হয়েছে। সে মানুষ সমসাময়িক শাসক কিংবা সুলতান যিনিই হোন, যখন 
আল্লাহ ও তদীয় রসূল (স)-এর নির্দেশের বিরোধিতা করবে তখন তার 
নির্দেশ কখনোই মানা যাবে না, বরং মুসলিম উম্মাহর একমত্যে আল্লাহ্‌র ও 
তার রসূল (স)-এর বিরোধিতার ক্ষেত্রে তার আনুগত্য জায়েয হবে না। 


জীবনের শেষ দিনগুলো ও ইনতিকাল 

শায়খুল ইসলামের ভাই যয়নুদ্দীন ‘আবদুর রহমান বলেন, কুরআন মজীদ 
আশি বার খতম করবার পর যখন তিনি পরবর্তী খতমের উদ্দেশে নতুন করে 
তেলাওয়াত আরম্ভ করে সূরা কামার-এর নিম্নোক্ত আয়াতে গিয়ে পৌছুলেন ঃ 

- ১১০৪০ cil Lic ৩৯০০ ১৯৪০ ৬১ ১৫১১ ০৮১ AAS 

তখন আমার পরিবর্তে ‘আবদুল্লাহ ইবন্‌ মুহিবব ও আবদুল্লাহ আয-যুর“আর 
সঙ্গে (দওর) শুরু করলেন। এ দু'জন বড় নেককার লোক ছিলেন এবং ছিলেন 
সহোদর ভ্রাতা । শায়খ (র) তাদের কিরাআত খুবই পসন্দ করতেন । এই নতুন 
দওর শেষ হবার আগেই তার জীবনের অন্তিম মুহুর্ত ঘনিয়ে এল। 


মৃত্যু রোগ-যন্ত্রণা শুরু হতেই দামিশক-এর নায়েব (শাসনকর্তা) রোগ 
পরিচর্যার উদ্দেশে আগমন করেন । কুশলাদি বিনিময়ের পর নায়েব ওযরখাহী 
করতে শুরু করেন এবং বলেন £ আমার দ্বারা কোন ক্রটি-বিচ্যুতি হলে কিংবা 
কষ্ট পেয়ে থাকলে আল্লাহ্‌র ওয়াস্তে আপনি আমাকে ক্ষমা করবেন । জবাবে শায়খ 
(র) বলেন ঃ 
সাধক (২য়)-৯ 


www.almodina.com 


১৩০ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 


৯1 ৬০ 51112) 83 ৬১১৮০ rec 411 4৪ ভিচা 

+১১৩/-031 4০০০৯ ০০ ১০৯৮। 4৮) ০ ৮৮০ ০4195 
১৯। 4 ০+/1৯। 4৪৬ 4558০ bal 44851 51১3৬৬৪1৫৪০ 15 Jas 
44০ 441 ৮০) 4153 4441 se ১৮৪ mes 


(4145 
আমি আমার পক্ষ থেকে আপনাকে ক্ষমা করেছি আর তাদেরকেও ক্ষমা 
করেছি যারা আমার সঙ্গে শত্রুতা করেছে । আর আমি যে সত্যের ওপর 
আছি তা তারা জানে না । সুলতান মু'আজ্জাম আল-মালিকুন-নাসির 
আমাকে বন্দী করেছিলেন বলে তার বিরুদ্ধেও আমার কোন অভিযোগ নেই। 
কেননা তিনি নিজের থেকে এ কাজ করেন নি, বরং “উলামায়ে কিরামের 
প্রতি আস্থা ও আনুগত্যের কারণে করেছেন। এজন্য তাকে আমি মা*যূর মনে 
করি। আমার পক্ষ থেকে আমি তাদের সবাইকেই মাফ করেছি, কেবল 
তাদেরকে নয়, যারা আল্লাহ্‌ ও তার রসূল (স)-এর দুশমন । 
ইনতিকালের বিশ-বাইশ দিন আগে তার শরীর এমনই খারাপ হয়ে পড়ে যা 

পরে আর ভাল হয়নি। আর এ অবস্থায় ২২ শে যি'ল-কা"দাঃ, ৭২৮ হিজরীর 
রাত্রে পরপারের ডাক এসে পৌছে এবং ৬৭ বছর বয়সে তিনি এই মর জগত 
ছেড়ে মহালোকে প্রস্থান করেন। 

-1১9১15 ০1১341৯১ ১১ 23 এলি SEL JS 


মুওয়াযযিন দুর্গের মীনারে চড়ে শায়খু'ল-ইসলাম (র)-এর মৃত্যুবার্তা 
ঘোষণা করেন । অতঃপর বুরুজে মোতায়েন পাহারারত চৌকিদার সেখানে থেকে 
উক্ত ঘোষণার পুনরাবৃত্তি করেন । বিদ্যুৎ বেগে এ খবর শহরে ছড়িয়ে পড়ে। দুর্গের 
দরজা খুলে দেওয়া হয় এবং সর্বসাধারণকে দুর্গে প্রবেশের অনুমতি প্রদান করা 
হয়। লোক দলে দলে আসছিল এবং শায়খ (র)-এর মরদেহ যিয়ারত করে 
যাচ্ছিল । অনেকেই ভালবাসার আতিশয্যে তার কপালে চুমু দিচ্ছিল, যে কপাল 
ঘণ্টার পর ঘণ্টা তার মালিক (আল্লাহ্‌)-এর সামনে সিজদাবনত থাকত । 


গোসল প্রদানের পূর্বেই কুরআন মজীদ খতম করা হয়। পুরুষদের পর 
মহিলাদেরকে আসার অনুমতি প্রদান করা হয় এবং তারাও যিয়ারত করে। 
গোসল প্রদানের সময় কেবল গোসল প্রদানকারীরাই থাকতে পেরেছিলেন 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ১৩১ 

জানাযা ও দাফন 

গোসল প্রদানের পর একটি সালাতে জানাযা দুর্গাভ্যন্তরেই অনুষ্ঠিত হয় । 
শায়খ মুহাম্মদ তামীম জানাযা পড়ান । জানাযার পর কফিন বাইরে আনা হয়। 
দুর্গ ও জামি “মসজিদের মধ্যবর্তী সকল রাস্তা ছিল লোকে লোকারণ্য ৷ চার প্রহর 
বেলা গড়িয়ে যাবার মুহুর্তে জানাযা জামি‘ মসজিদে (জামি' উমায়্যা) গিয়ে 
পৌছে। ভীড়ের চাপ এত বেশী ছিল যে, সৈন্যদেরকে কফিন ঘিরে রাখতে হয়। 
অন্যথায় জানাযার হেফাজত ও ইন্তিজাম করা ছিল সত্যিই কঠিন। লোকের 
খ্যা অনুমান করা ছিল কষ্টকর । জনতার এই ভীড়ে কেউ উচ্চৈঃস্বরে চীৎকার 
করে বলল ঃ 

২১০০) ২০51 50১75451008 

“ইমামু'স-সুন্নাহ্র (সুনাহ্‌র ইমামের) জানাযা এমত শানেরই হয়ে থাকে ।' 
এতদৃশ্রবণে লোকে কান্নায় ভেঙে পড়ে। 

বাদ জোহর জানাযা অনুষ্ঠিত হয় । জনতার ভীড় ক্রমেই বাড়ছিল । শেষাবধি 
পথ-প্রান্তর, গলি-খুপচী ও বাজার-ঘাট সর্বত্রই লোক কানায় কানায় ভর্তি হয়ে 
যায়। চতুর্দিকেই কেবল মাথা আর মাথাই দৃষ্টিগোচর হচ্ছিল। বাজার-ঘাট ছিল 
বন্ধ। হোটেল-রেস্তোরাও ছিল বন্ধ ৷ খাবার মেলা কষ্টকর ভেবে অনেক লোকই 
রোযার নিয়ত করে। 


জানাযা আদায়ের পর পুনরায় কফিন ওঠানো হয় । কফিনবাহী খাটিয়া কাধে 
বহনের সুযোগ ছিল না। জানাযা হাতে হাতে ও মাথায় মাথায় দ্রুত অগ্রসর 
হচ্ছিল। চতুর্দিক থেকেই কান্না ও আহাজারির শব্দ ভেসে আসছিল । সেই সাথে 
লোকের মুখে মুখে তার প্রশংসা ফিরছিল এবং তার জন্য দু'আ গুঞ্জরিত হচ্ছিল। 
ভক্তির আতিশয্যে লোকে তাদের রূমাল ও কাপড় ছুড়ে জানাযার স্পর্শ লাভ 
করছিল। ভিড়ের চাপে কার জুতা-চগ্পল যে কোথায় ছিটকে পড়ছিল তার কোন 
ঠিক-ঠিকানা ছিল না! তেমনি দশা ছিল মাথার রুমাল কিংবা পাগড়ীর । জানাযা 
এক নজর দেখা ও তার অনুগমনের উদ্দেশে লোকে এত বেশী মত্ত হয়ে গিয়েছিল 
যে, তাদের কারোরই কাপড়-চোপড় কিংবা জুতা-চপ্পলের প্রতি কোন খেয়াল ছিল 
না। মাথার ওপর দিয়ে জানাযা গড়িয়ে চলছিল । কখনো কিছু দূর অগ্রসর হচ্ছিল, 
আবার হটে আসছিল, আবার কখনো একেবারেই থেমে যাচ্ছিল । ঘোড়ার বাজার 
পৌছুলে লোক সংখ্যা সীমা ছাড়িয়ে যায় ৷ এখানে জানাযা রাখা হয় । কনিষ্ঠ ভ্রাতা 
যয়নুদ্দীন আবদুর রহমান সামনে এগিয়ে জানাযা পড়ান। এরপর আস-সূফীয়া 

সমাধিভূমিতে ইমামের ভাই শরফুদ্দীন "আবদুল্লাহর পাশেই দাফন করা হয় ।৯ 
১. সূফিয়া কবরস্থান বিরাট বড় লেখক ও বুযুর্গদের (যেমন ইব্‌ন আসাকির, ইবনু'স-সালাহ, 
ইবনু'ল-আছীর, আবুল হাজ্জাজ আল-মিয্যী, হাফিজ “ইমাদুদ্দীন ইবন কাছীর প্রমুখ) দাফনগাহ 
হিসাবে খ্যাত ৷ বর্তমানে এর চিহ্ন খুজে পাওয়া দুষ্কর । এখন এরই ওপর বড় বড় 
(অপর পৃষ্ঠায় দেখুন) 


www.almodina.com 


১৩২ শায়খুল ইসলাম হাফিজ ইবৃন তায়মিয়া (র.) 


ভোরে দুর্গ থেকে জানাযা বেরিয়েছিল, কিন্তু অত্যধিক ভিড়ের কারণে 
আসরের আযানের মুহূর্তে দাফন করা সম্ভব হয়। গোটা শহরই জানাযার অনুগমন 
করেছিল । উপস্থিতির সংখ্যা ৬০ হাযার থেকে এক লক্ষের মত হবে বলে অনুমান 
করা হয়েছিল যার ভেতর ১৫ হাযারের মত মহিলাও ছিল। বিভিন্ন বাড়ী-ঘরের 
ছাদে দাড়িয়ে থাকা নারী-পুরুষ ও শিশু দর্শকের সংখ্যা এর অতিরিক্ত । কোন 
জানাযায় এত বেশী জনসমাগম দামিশৃকের ইতিহাসে আর দেখা যায়নি। বনী 
উমায়্যার শাসন আমলে যখন দামিশূকের জনবসতি বেশী ছিল তখনও সম্ভবত 
এর অন্যথা ঘটেনি ।১ 


গায়েবানা সালাত-ই জানাযা 

সুদূর উত্তর ও দক্ষিণ ভূভাগের অধিকাংশ মুসলিম দেশে গায়েবানা জানাযা 
পড়া হয়। ইবনে রজব তার ২4 (১৯|॥ ০১ নামক গ্রন্থে লেখেন $ 
Lol PLY ১১৮১ 182 ১৮৯৫) ১১৮০ Ee লিও 
sir 421 ০১১৪৮১৮। ১৯৯৩ ৩৮৭13 শি) ভাই ভাটি ১৬15 
sl ০৮১৯০ ভি ১১০৭ G2 P52 le DLA Lal 3b 


নিকট ও দূরবর্তী মুসলিম দেশগুলোতে (ইমামের) গায়েবানা জানাযা পড়া 
হয়, এমন কি য়ামন ও সৃদুর চীনেও তার গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়। 
ভ্রমণকারীরা বর্ণনা করেছেন, চীনের একটি দূরবর্তী শহরে জুম'আর দিন 
গায়েবানা জানাযার ঘোষণা নিম্নোক্ত ভাষায় দেওয়া হয়েছিল: কুরআন 
করীমের মুখপাত্রের জানাযা হবে। 


(পূর্ব পৃষ্ঠার পর) ইমারত ও দালান-কোঠা দাড়িয়ে আছে। কেবল শায়খুল ইসলাম ইবনে 
তায়মিয়া (র)-এর কবর জামি'আ সারিয়া হল ও হাসপাতাল ভবনের সামনে এখনও তার অস্তিত্ব 
টিকিয়ে রেখেছে। ১৩৭০ হিজরীর ১০ই শওয়াল (২৮শে জুলাই, ১৯৫১ খু.) তারিমে সিরিয়ার 
শায়খ আল্লামা মুহাম্মদ বাহজাতুল বায়তার-এর নেতৃত্বে ও সমভিব্যাহারে বর্তমান লেখক উক্ত 
কবর যিয়ারত করেন। "আল্লামার মুখে শুনেছি, ভার্সিটির কোন নির্মাণ কর্মের প্রয়োজনে 
রাতভর কবর স্থানে খনন কাজ চলে৷ সকালে সিরিয়ার তৎকালীন প্রেসিডেন্ট শুকরী 
আল-কৃতিলী খ্রিস্টান ভাইস চ্যান্সেলরকে সতর্ক করে দেন, ইবনে তায়মিয়া (র)-র কবর যদি 
নিশ্চিহ্ন করে দেওয়া হয় তাহলে আমি সউদী সুলতান ইবনে সউদকে কী জওয়াব দেব? তার 
সঙ্গে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে । অতঃপর কবরটিকে অক্ষত রেখে দেওয়া হয় যা আজও 
নিরাপদ হেফাজতেই রয়েছে । 

১. ইবনে কাছীর শায়খ আলামুদ্দীন আল-বারযালীর বরাতে যিনি শায়খুল ইসলাম ইমাম ইবনে 
তায়মিয়া (র)-র সমসাময়িক ও সহপাঠী ছিলেন এ সমস্ত লিখেছেন (দ্র. ১৪শ. খণ্ডের 


১৩৬-৩৯)। 


www.almodina.com 


দ্বিতীয় অধ্যায় 
উল্লেখযোগ্য গুণাবলী ও কামালিয়াত 


শায়খু'ল ইসলাম হাফিজ ইবনে তায়মিয়া (র) তার যুগে ইসলামী 
জ্ঞান-বিজ্ঞান যে মুজতাহিদের আসন ও মর্যাদা লাভ করেছিলেন এবং তাফসীর, 
হাদীস ও ফিক্হশান্ত্রে একই সঙ্গে স্বীয় নেতৃত্ব, গভীর পাণ্ডিত্য ও অস্বাভাবিক 
দক্ষতার যে ছাপ রেখেছিলেন তার পেছনে তার অসাধারণ স্মৃতিশক্তি ও মেধার 
একটি বিরাট ভূমিকা ছিল। আর এটি ছিল তার ওপর আল্লাহ্‌ পারেন্র এক মহা 
দান ও বিরাট এক অনুগ্রহ । ইবনে তায়মিয়া (র)-র যুগে ইসলামী জ্ঞান-বিজ্ঞান 
এতটা বিস্তৃতি লাভ করেছিল এবং কুরআন ও হাদীসশাস্ত্রের ০১৬৪১, এত 
বিশাল ও বিস্তৃত ভাণ্ডার সংগৃহীত হয়ে গিয়েছিল যে, কোন লোকের পক্ষেই 
অসাধারণ স্থৃতিশক্তির অধিকারী হওয়া ব্যতিরেকে সে সব জ্ঞান-ভাপ্তার আয়ত্তে 
আনা যেমন সম্ভব ছিল না, তেমনি বিতর্কিত মাসাইল ও সমস্যার ক্ষেত্রে স্বীয় 
সমসাময়িক খ্যাতনামা ‘আলিম ও পণ্ডিত ব্যক্তিদের সামনে মুখ খোলার সাহসও 
সঞ্চয় করে উঠতে পারত না। একই সাথে কোন মসলার ব্যাপারে পূর্ববর্তী কোন 
“আলিমের পেশকৃত সিদ্ধান্তের সঙ্গে মততেদের অধিকারও থাকত না। কিন্তু 
আল্লাহ্‌ তা'আলা ইবনে তায়মিয়া (র)-কে যে স্মৃতি ও ধারণ শক্তি দান 
রিজালশাস্ত্র, অভিধান ও ব্যাকরণশান্ত্রের যে বিরাট জ্ঞান-ভাপ্তার তখন পর্যন্ত গড়ে 
উঠেছিল, যত গ্রন্থ ও উৎস-উপকরণ তখন পর্যন্ত বর্তমান ছিল এবং যে পর্যন্ত 
তার দক্ষতা ও ক্ষমতা ছিল, অধ্যয়ন করেন এবং স্বীয় শক্তিশালী ও বিশ্বস্ত 
স্ৃতিশক্তির সাহায্যে সে সব নিজ বক্ষে ধারণ করেন। অতঃপর তিনি তার 
জ্ঞানগত ও লেখক জীবনে সে সব থেকে এভাবে সাহায্য-সহায়তা গ্রহণ করেন 
যেভাবে একজন যুদ্ধাভিজ্ঞ ধানুকী তার তৃণীরের সাহায্য নিয়ে থাকে । 


www.almodina.com 


১৩৪ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 
সমসাময়িক সকলেই তীর অসাধারণ স্মৃতিশক্তি, ধারণ ক্ষমতা, উল্লেখযোগ্য 
মেধা ও ধী-শক্তির স্বীকৃতি দিয়েছেন। তার সমসাময়িক ও পরবর্তী যুগের 
সকলেই এ ব্যাপারে একমত $ঃ তিনি খুবই স্মতিশক্তির অধিকারী, দ্রুত 
উপলব্ধিক্ষম এবং তীক্ষ মেধা ও ধী-শক্তির মালিক ছিলেন। তার সহপাঠী 
আল্লামা *আলামুদ্দীন আল-বারযালী বলেন £ 
- ৮৬৪৯) ৯১১৫ USS 004৬ 4৮৬৯২। Ud ৮৮৪ ৩। এ 
তিনি যা কিছু শুনতেন অমনি তার মুখস্থ হয়ে যেত, খুব কমই বিস্মৃত 
হতেন । তিনি খুবই ধী-শক্তির অধিকারী ছিলেন। বহুবিধ জিনিস তার স্মৃতির 
ভাণ্ডারে রক্ষিত ছিল।১ 
রিজালশাস্ত্রের ইমাম ও ইসলামের সুপ্রসিদ্ধ এতিহাসিক হাফিজ যাহবী 
বলেন ঃ 
২০০1 ৮১0৩3 4৮০ ৮৯৬১০১০৪১৯1 ১৮৯১০০। Lil 81০৮০ 
- Ld ১১৮ Ses EE US 
হাদীসের মূল পাঠ $২ অধিক পরিমাণে মনে রাখতে, সময়মত তা থেকে 
সাহায্য-সহায়তা গ্রহণ করতে, বিশুদ্ধ বরাত প্রদানে এবং সম্পর্ক-সূত্র বর্ণনায় 
তার চেয়ে অধিক পারঙ্গম আর কাউকে আমি দেখিনি । হাদীসের বিপুল 
বিস্তৃত ভাণ্ডার যেন তার চোখের সামনে ও ঠোটের কোণে ভেসে বেড়াত।২ 


তাঁর স্মৃতিশক্তির সপক্ষে সবচেয়ে বড় দলীল তার সমসাময়িক লোকদের 
এই সাক্ষ্য, যে হাদীস সম্পর্কে ইবনে তায়মিয়া (র) অজ্ঞতা প্রকাশ করবেন সেটা 
কোন হাদীসই নয়। হাদীসের ভাণ্ডার যতটা ব্যাপক ও সুবিস্তৃত আর তা সদাসর্বদা 
স্মৃতির মণিকোঠায় কেবল নয় ঠোটের মাথায় ধরে রাখা যতটা শক্ত, তারপরও 
হাদীস সম্পর্কে এককভাবে তারই স্মৃতিশক্তি ও জ্ঞানের ওপর আস্থা স্থাপন এবং 
তারই মতামত ও উক্তির ওপর ফয়সালা প্রদান কেবল তখনই করা যেতে পারে, 
যখন মেনে নেওয়া হয় যে, তীর যুগে সর্বাপেক্ষা বড় হাফিজ-ই-হাদীস তিনিই 
ছিলেন যার স্মৃতিশক্তি তাকে কখনই প্রতারিত করে না। হাফিজ যাহবী বলেন ঃ 
১৯০4৬ ২১০ ৮ 4১৮০১ ০০৬৯ ISI ele ওকি 


১. আর-রাদ্দু' ল-ওয়াফির, পৃ. ৬৬ । 
২. আল-কাওলু'ল-জলী. পৃ.১০১। 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ১৩৫ 


তার সম্পর্কে এ কথা বলা যথার্থ হবে, ইবনে তায়মিয়া যে হাদীস জানেন না 

না সেটা কোন হাদীসই নয়।১ 

তার কতিপয় সমসাময়িক ব্যক্তি এতদূর পর্যন্ত বলেছেন, কয়েক শতাব্দী 
যাবত এত বড় স্থৃতিশক্তির অধিকারী কেউ জন্মগ্রহণ করেন নি। “আল্লামা 
কামালুদ্দীন ইবনু*য-যামালকানী, যিনি শায়খুল ইসলামের সমসাময়িক ছিলেন, 
বিতর্ক সভায় যিনি ছিলেন তার প্রতিপক্ষ এবং বহু মসলা-মাসাইলে যিনি তার 
সঙ্গে তীব্র মতানৈক্য পোষণ করতেন, নিম্নোক্ত ভাষায় তার আল্লাহপ্রদত্ত এই 
গুণের সাক্ষ্য দিয়েছেন ঃ 

Li Blast PALES ৯1831 3 

পাচ কিংবা চার শতাব্দী (সংখ্যার যথার্থতা সম্পর্কে বর্ণনাকারী দ্বিধান্বিত) 

যাবত এরূপ স্থৃতিশক্তির অধিকারী মানুষ জন্মান নি।২ 

তার প্রতিভা সম্পর্কে হাফিজ যাহাবী বলেন £ 1৮১৪ ৯-১ ০৫ 

তিনি প্রতিভার স্ফুলিঙ্গ ছিলেন। 

অন্যত্র বলেছেন ৪ | ১১১। Ze ১৬9 ০5311 ৩০ Ll 914 

আল্লাহপ্রদত্ত মেধা, প্রতিভা ও দ্রুত উপলব্ধির ক্ষেত্রে তিনি ছিলেন অদ্বিতীয় 

পুরুষ ।৩ 
ব্যাপক পাণ্ডিত্য ও সামগ্িকতা 

এই আল্লাহ প্রদত্ত স্মৃতিশক্তি ও সজ্ঞান মেধা শক্তি দ্বারা তিনি পারিবারিক 
সম্পর্ক, কঠোর পরিশ্রম, অধ্যয়নের প্রতি আগ্রহ, প্রবল জ্ঞান-স্পৃহা, সব চেয়ে বড় 
কথা, আল্লাহ্‌র অনুগ্রহে তিনি ইসলামী জ্ঞান-বিজ্ঞানে ও তৎকালের প্রচলিত 
বিভিন্ন শাস্ত্রে এতটা পাণ্ডিত্য লাভে সক্ষম হন যে, সে সময়ে তার চেয়ে বয়ঃজ্যেষ্ঠ 
ও সৰ্বজনস্বীকৃত খ্যাতনামা উত্তাদ ও নানা শাস্ত্রের ইমাম তীর ব্যাপক পাণ্ডিত্য 
দৃষ্টে বিস্ময়াভিভূত হয়ে যেতেন এবং সাক্ষ্য দিতেন, তিনি জ্ঞানের গভীর সমুদ্র 
এবং ইসলামের চলন্ত গ্রন্থাগার বিশেষ এবং প্রতিটি শাস্ত্রে তিনি এতটা দখল 
রাখেন যে, মনে হয় এই শাস্ত্রটিতেই তা? বিশেষ অধিকার রয়েছে। “আল্লামা 
তকীয্যুদ্দীন ইবনে দাকীকু'ল-ঈদ-এর মর্যাদা হাদীসশাস্ত্রে সর্বজনস্বীকৃত এবং সে 
যুগের “উলামায়ে কিরাম সর্বতোভাবে তাকে তাদের ইমাম ও মুরুব্বী হিসাবে 
মানতেন। ৭০০ হিজরীতে ইবনে তায়মিয়া (র) মিসরে গেলে “আল্লামা ইবনে 
দাকীকু'ল-'ঈদের সাথে মোলাকাত হয় । এই মোলাকাতের পর "আল্লামা নিম্নোক্ত 
১. আল-কাওয়াকিব, ১৪৫ পূ. ৷ ২. এ ১৪৫ ৷ ৩. আর-রাদ্দু'ল-ওয়াফির, ২৯ পৃ. । 


www.almodina.com 


১৩৬ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 
4০ ৩2৮15 ১11 ১৯১ ৪১ ২৮৮৮০ HbA 
- ৯০ ৮০ ৫১53 ১০১১০৮১৮১৯০ ১ 
ইবনে তায়মিয়ার সাথে যখন আমার সাক্ষাত হ'ল তখন আমি অনুভব 
করলাম জ্ঞান-বিজ্ঞানের সকল শাখা-প্রশাখাই তার নখদর্পণে; যেটি ইচ্ছা 
গ্রহণ করেন এবং যেটি ইচ্ছা পরিত্যাগ করেন।১ 
“আল্লামা কামালুদ্দীন ইবনু'য-যামালকানী যিনি নিজেই একজন প্রখ্যাত 
‘আলিম ও বহু শাস্ত্রজ্ঞ পণ্ডিত ছিলেন-নিম্নোক্ত ভাষায় তার বিস্ময় প্রকাশ 
করেছেনঃ 
451 andl ১৮৮১1১। ০1411 ০৮ ০১ ০5 ৮৪131 45 
- 41০ ১৮5১ 1১৯। ৩। ৫৯ ৬ ৩ 4৮১ ১৮5 ৪১৪ 
জ্ঞান-বিজ্ঞানের কোন শাখায় যখন তাকে প্রশ্ন করা হয় তখন (অবলীলায় 
তাকে প্রশ্নের উত্তর দিতে দেখে) দর্শক ও শ্রোতা মনে করেন, তিনি সংশ্লিষ্ট 
বিষয় ছাড়া আর কিছু জানেন না এবং তার সম্পর্কে এই ধারণা কায়েম 
করতে বাধ্য হন, এই শাস্ত্রে তার সমকক্ষ কেউ নেই ।২ 
“আল্লামা তকীয়্যুদ্দীন ইবনু*স-সুবকী ছিলেন তার একজন মশহুর প্রতিপক্ষ । 
৯১|। ৬ সম্পর্কিত মসলাসহ আরও কতক ফিকহী মসলার ক্ষেত্রে তিনি 
ইবনে তায়মিয়া (র)-র মতামত খণ্ডন করে কিতাব পর্যন্ত লিখেছেন এবং 
কবিতাকারে তীর সম্পর্কে স্বীয় মতামতও প্রকাশ করছেন।৩ এতদৃসত্তেও হাফিজ 
যাহবীকে লিখিত এক পত্রে তিনি লেখেন £ 
৪ ++ ১১৯১ ১০৮৯০৩ ১১-৪ LF এশা 
৬৯ 4591১৩১১৮৫৯ 4১৮৫০ ১৪৩ ২1511 midleg 
৬11১ ০৬৪০ ৬০৩ ৬০৬1) ১১৬ 9১]। ৮0] ১ এ 
= (০15 
গরীবের এ ব্যাপারে বেশ ভালই জানা আছে, ইবনে তায়মিয়া একজন 
ব্যুৎপত্তির অধিকারী এক অন্তহীন সমুদ্র! সে এও জানে, উন্নত মেধা, শ্রম ও 


১. আর-রাদ্দু'ল-ওয়াফির, ৩১ পৃ. । 
২. এ . ৩০ পৃ. । 
৩. দ্র তরজমা আল্লামা তকীয়াদ্দীন ইবনুস সুবকী 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ১৩৭ 


চিন্তার জগতে তার অবস্থান কোথায় এবং এও জানে, তিনি “ইলমী 
কামালিয়াতে এমন এক স্তরে উপনীত হয়েছেন যে, তার প্রশংসা করাও 
কঠিন। গরীব তার বৈঠকে সর্বদাই এ কথা স্বীকার ও প্রকাশ করে থাকে ।১ 


ইতিহাস তার বিশেষ বিষয় ছিল না এবং ইতিহাসকে তিনি তার আলোচ্য 
বিষয়ও বানান নি। এতদ্সত্তেও ইমাম যাহবীর মত খ্যাতনামা এঁতিহাসিক ও 
সমালোচক বলেন ঃ 
- ৪ TDA ১৯১ 055৮৮ 4০5৩ 
ইতিহাস ও জীবন-চরিত (সীরাত) সম্পর্কে তার জ্ঞান এক কথায় বিস্ময়কর! 
ইতিহাস সম্পর্কে তীর জ্ঞানের গভীরতা, প্রশস্ত দৃষ্টি ও উপস্থিত বুদ্ধির একটি 
বিস্ময়কর ঘটনা তারই সুযোগ্য শাগরিদ হাফিজ ইবনে কায়্যিম তদীয় 
যাদু'ল-মা'আদ নামক গ্রন্থে বিবৃত করেছেন । তিনি বলেন $ 
একটি মুসলিম দেশে (সম্ভবত সিরিয়া কিংবা ইরাকে) য়াহুদীরা একটি 
প্রাচীন দস্তাবিজ (লিখিত দলীল) পেশ করে যা দেখতে প্রাচীনকালের লিখিত 
এবং কাগজও বেশ পুরনো আমলের মত মনে হচ্ছিল । সেখানে লিখিত ছিল, 
নবী করীম সাল্লাল্লাহু "আলায়হি ওয়া সাল্লাম খায়বারের য়াহুদীদেরকে জিযয়া 
প্রদানের হাত থেকে নিষ্কৃতি দিয়েছিলেন । লিখিত দস্তাবিজটির ওপর হযরত 
আলী (রা), সা'দ ইবনে মু'আয (রা) ও সাহাবায়ে কিরামের অনেকেরই 
দস্তখত ছিল। কতিপয় অজ্ঞ লোক ইতিহাস ও জীবন-চরিত সম্পর্কে এবং 
সে যুগের অবস্থাদি সম্পর্কে যাদের দৃষ্টি গভীর ও বিস্তৃত ছিল না, তাদের 
প্রতারণার শিকারে পরিণত হয় এবং এর যথার্থতা সম্পর্কে তাদের নিশ্চিত 
বিশ্বাস জন্মে যায়। তারা এর ওপর আমল করতে শুরু করে এবং 
য়াহ্‌দীদেরকে জিযয়া প্রদানের হাত থেকে নিষ্কৃতি দেবার সিদ্ধান্ত নেয়। এই 
দস্তাবিজ শায়খুল ইসলামের [ইবনে তায়মিয়া (র)-র] খেদমতে পেশ করা 
হলে তিনি একে একেবারেই বিশ্বাসের অযোগ্য ও জাল বলে মত প্রকাশ 
করেন এবং এর জাল ও বানোয়াট হওয়া সম্পর্কে দশটি দলীল পেশ করেন। 
সে সবের ভেতর একটি দলীল ছিল, দস্তাবিজের ওপর হযরত সা'দ (রা) 
ইবনে মু'আয-এর দস্তখত রয়েছে, অথচ খায়বার যুদ্ধের আগেই তিনি 
ইনতিকাল করেছেন । দ্বিতীয়ত, দস্তাবিজে উল্লেখ রয়েছে, য়াহুদীদেরকে 
জিযয়া থেকে রেহাই দেওয়া হয়েছে, অথচ তখন পর্যন্ত জিযয়ার হুকুমই 
অবতীর্ণ হয়নি এবং সাহাবা-ই কিরামও এ সম্পর্কে কিছু জানতেন না। 


১. আল-কাওয়াকিব. ১৪৬ পু. 


www.almodina.com 


১৩৮ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 

জিযয়ার হুকুম খায়বার যুদ্ধের তিন বছর পর তাবুক যুদ্ধের বছর অবতীর্ণ 
হয়। তৃতীয়ত, এতে উল্লেখ রয়েছে, য়াহুদীদেরকে বেগার (বিনা মজুরির 
শ্রম) খাটানো যাবে না। এটি একটি অবান্তর বিষয় এজন্য যে, য়াহুদী কিংবা 
অ-য়াহুদী যেই হোক কারও থেকে বেগার শ্রম গ্রহণ রীতিসিদ্ধ ছিল না। 
হুযুর আকরাম (সা) ও সাহাবা-ই কিরাম এ ধরনের জুলুম ও যবরদস্তি 
থেকে সম্পূর্ণ মুক্ত ছিলেন৷ তারা কারো থেকে বেগার শ্রম গ্রহণ করতেন 
না। এতো অত্যাচারী ও নিপীড়ক বাদশাহ্দের আবিষ্কার যা আজ পর্যন্ত চলে 
আসছে। চতুর্থ দলীল হল, জ্ঞানী-গুণী, সিয়ার ও মাগাধীর লেখক, মুহাদ্দিছ, 
ফকীহ ও মুফাসসিরদের কেউ এ ধরনের কোন দস্তাবিজের উল্লেখ কিংবা 
আলোচনা করেন নি এবং ইসলামের প্রথম যুগগুলোতেও এ দলীলের অস্তিত্ব 
প্রকাশ পায়নি। সঙ্গত কারণেই বলা চলে, এ দস্তাবিজ জাল, ভিত্তিহীন ও 
বানোয়াট এবং এর সপক্ষে সাক্ষ্য-প্রমাণ রয়েছে। শায়খু'ল -ইসলামের 
উল্লিখিত বিশ্লেষণে য়াহুদীদের সকল জারিজুরি ফাস হয়ে যায় এবং তাদের 
কৃত্রিমতার সকল মুখোশ খুলে পড়ে ।৯ 

তার প্রগাঢ় পাণ্ডিত্য ও প্রখর মেধা নিম্নোক্ত ঘটনা থেকে আচ করা যাবে। 


ইবনে তায়মিয়া (র)-র সমসাময়িক শায়খ সালিহ তাজুদ্দীন বর্ণনা করেন £ 
একবার আমি তার দরবারে হাযির হলাম । এক ইয়াহুদী তাকে তকদীর সম্পর্কে 
কোন মসলা জিজ্ঞেস করেছিল এবং এ সম্পর্কে তার আপত্তি ও প্রশ্ন আট লাইনের 
পদ্যে লিখে পাঠিয়েছিল । শায়খ (র) অল্প কিছুক্ষণ ভাবলেন, এরপর জওয়াব 
লিখতে শুরু করলেন । আমরা যারা মজলিসে উপস্থিত ছিলাম মনে করলাম! 
হয়তো তিনি গদ্যে জওয়াব দিচ্ছেন। কিন্তু তিনি যখন লেখা ছেড়ে উঠলেন এবং 
আমাদের একজন কাগজ উঠিয়ে যখন দেখতে পেল, উক্ত য়াহ্দী যে ছন্দে ও যে 
তাল-মাত্রায় প্রশ্ন পাঠিয়েছিল, শায়খ (র) সেই একই ছন্দ ও তাল-মাত্রায় ১৪৮টি 
শ্রোকের পদ্যে তাৎক্ষণিকভাবে জওয়াব দিয়েছেন, তখন আর আমাদের বিস্ময়ের 
কোন অবধি রইল না! উত্তর-পত্রে তিনি এত বিপুল জ্ঞানের সমাবেশ ঘটিয়েছেন 
যে, যদি তার ব্যাখ্যা-বিশ্েষণ করতে যাওয়া হত তাহলে দু'টি বিরাট আকারের 
গ্রন্থের রূপ নিত।২ 


১. যাদু'ল-মা'আদ, ১ম খণ্ড, ৩৩৬ পৃ. ১ 5519 all ১৪০ ৪৪ UAL 3 নামক 
অধ্যায়। 
২. আল-কাওয়াকিব, ১৫৪ পু. । 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ১৩৯ 
তার এই গভীর পাণ্ডিত্য ও ব্যাপকতা দেখে সমসাময়িক ও পরবর্তী যুগের 
লোকেরা তার সম্পর্কে উচ্ছ্বসিত প্রশংসা বাক্য উচ্চারণ করেছেন । তারা ক্ষণজন্মা 
মনীষী, নেতৃস্থানীয় বিশ্লেষক, মুজতাহিদদের শেষতম ব্যক্তি এবং আল্লাহর 
নিদর্শনসমূহের অন্যতম (4| ০১) ১০ ৩-1) প্রভৃতি অভিধায় তাকে অভিহিত 
করেছেন। ইবনে সায়্যিদিন্নাস (মৃ. ৪৩৪ হি.) বলেন ঃ 
- 4০৪১ ০১০ 445 ১19১ 44১০ ১1১ ৩৭ ৩১০০১ 7] 
তার সমসাময়িক লোক ও যারা তাকে দেখেছে তার মত আর কাউকে দেখে 
নি এবং তিনি নিজেও তার সমতুল্য আর কাউকে দেখেন নি।১ 
হাফিজ শামসুদ্দীন যাহবীর ন্যায় বিস্তৃত দৃষ্টির অধিকারী এঁতিহাসিক ও 
সমালোচক মনীষী এতদূর পর্যন্ত বলেছেন ঃ 
41০ ৮১০৮১ 519 ৮০ ভ5। ৬৮৯ ১৮৬৮৩ ০৩০৭। ৩৬৫ ৮৯৬] 
-111 ৮৮৪ 4৮০৪১ ০ ৬৯ ৪1০ USNs 
যদি রুকন ও মকামে ইবরাহীমের মাঝে আমাকে কেউ কসম দিয়ে জিজ্ঞেস 
করে তাহলে আমি হলফ করে বলব, “ইল্ম-এর ক্ষেত্রে তার মত আর 
কাউকে আমি দেখিনি এবং তিনিও তার সমতুল্য আর কাউকে দেখেন নি। 


বীরত্ব ও চিন্তার দৃঢ়তা 

ইবনে তায়মিয়া (র)-র বীরত্ব, সাহসিকতা ও মৃত্যু সম্পর্কে ভয়শূন্যতা তার 
সমসাময়িক সকলের এমন কি তুকী সর্দার ও ফৌজী অফিসারদের পক্ষেও 
বিস্ময়কর ছিল। মুগলদের বিরুদ্ধে তিনি যে শৌর্য-বীর্য, পুরুযষোচিত সাহস ও 
নির্তীকতার পরিচয় দিয়েছিলেন তা সে যুগের বিখ্যাত তুকী ফৌজী অফিসার ও 
অধিনায়ক কুবজুককেও বিস্মিত করে তুলেছিল । হাফিজ সিরাজুদ্দীনের ভাষায় $ 


ull 25 iad ভা এ LEADS 9৮5৪ 
৮১৯৬৯: ৬১44811১১১৪ ৮৮০ gl ৬০৮১৬ IMSS ১৯৪2৩ 
-১০। ৯৮৯২ ৯১ ০৯৯১ 
তিনি যখন ঘোড়ায় আরোহণ করতেন তো বিরাট বড় বীরের মতই 
শত্রব্যুহে প্রবেশ করতেন এবং যখন দীড়াতেন তখন দৃঢ়পদ অশ্বারোহীর 


৩. প্রাগুঞ 


www.almodina.com 


১৪০ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 


মতই দীড়াতেন। শত্রুকে আক্রমণের পর আক্রমণ চালিয়ে বিপর্যস্ত করে 

তুলতেন। এমন বেপরোয়াভাবে শত্রু সারির ভেতর ঢুকে পড়তেন যে, দেখে 

মনে হত তার বুঝি মরণের ভয় নেই!” 

কিন্তু এখানে যুদ্ধের ময়দানে তিনি কী বীরত্ব দেখিয়েছেন কিংবা তৎকালীন 
শাসক সুলতানদের মুকাবিলায় কিভাবে সত্য উচ্চারণ করেছেন তার বর্ণনা দেওয়া 
আমাদের উদ্দেশ্য নয়। কেননা পেছনের পৃষ্ঠাগুলোতে এ সম্পর্কে বিস্তারিত বর্ণনা 
আছে। এখানে আমরা তার সে সব বীরত্ব্যঞ্জক খেদমত তুলে ধরতে চাই যা 
তিনি মসি যুদ্ধে, জ্ঞানের ময়দানে, গবেষণা ও তাত্বিক বিশ্লেষণে এবং সত্য 
প্রকাশের ক্ষেত্রে আঞ্জাম দিয়েছেন। বিদগ্ধ জ্ঞানীরা জানেন, অধিকাংশ 
মসলা-মাসায়েলের ক্ষেত্রে (যে সব মসলা নিয়ে বিতর্ক দেখা দিয়েছিল) তিনি 
একক ছিলেন না। সে সব মসলা নিয়ে এর আগেও অনেক আলোচনা হয়েছে 
এবং বই-পুস্তিকাও লেখা হয়েছে। এছাড়াও তার যুগে আরও কয়েকজন তীর 
সঙ্গে অভিন্ন মত পোষণ করতেন । কিন্তু তিনি যেরূপ নির্তীকভাবে, স্পষ্ট ভাষায় ও 
উদাত্ত কণ্ঠে তার নিজস্ব চিন্তা-ভাবনা ও বিশ্লেষণ তুলে ধরেছেন এবং জনসমক্ষে 
প্রকাশ করেছেন, লেখায় ও বক্তৃতার মাঝ দিয়ে অবলীলায় ব্যক্ত করেছেন, 
তেমনটি আর কেউ করেন নি। এ ক্ষেত্রে তিনি ছিলেন একক বৈশিষ্ট্যের 
অধিকারী । নির্ভেজাল তওহীদের বিশ্লেষণে, আল্লাহ ভিন্ন অপর কারোর নিকট 
সাহায্য ও আশ্ৰয় প্রার্থনা প্রত্যাখ্যানে, সে যুগে প্রচলিত বিদ'আত ও গর্হিত কর্মের 
বিরোধিতায়, ওয়াহদাতু'ল-ওজুদ, হুলুল ও ইন্তিহাদ-এর ন্যায় বিভ্রান্তিমূলক 
মতবাদের বিরুদ্ধে বাক ও মসি যুদ্ধে, তাসাওউফের দাবীদার ও বি“দআতীদের 
গোপন প্রতারণার গ্রন্থি উন্মোচনে তিনি যে বীরত্ব ও নিভীকতার পরিচয় দিয়েছেন 
এবং যে সব মসলা ও তাত্ত্বিক বিশ্লেষণকে তিনি সঠিক মনে করতেন, তা সে 
কালামশাস্ত্র সম্পর্কিতই হোক কিংবা ফিকহী মযহাব সম্পর্কিত আলোচনার 
ক্ষেত্রেই হোক, সে সব দলীল-প্রমাণ সহযোগে এমন জোরালোভাবে পেশ 
করতেন যে, সে সব প্রমাণ করতে গিয়ে যে সব মুকদ্দমা ও দলীল-প্রমাণ কায়েম 
করেছেন এবং জীবনের শেষ দিনটি পর্যন্ত তিনি তার নিজস্ব চিন্তাধারায় ও 
বিশ্বাসে সুদৃঢ় থেকেছেন, এজন্য যে কষ্ট ভোগ করেছেন তা থেকে কেবল তার 
বীরত্ব ও দৃঢ়তাই নয়, তার মহান মর্যাদা ও শ্রেষ্ঠত্বেরও প্রমাণ মেলে । ইমাম 
যাহবী তার জ্ঞান-চর্চা, ধর্মীয় বীরত্ব ও দৃঢ়তার কথা যেরূপ প্রশংসার সঙ্গে পেশ 
করেছেন নিম্নে তার পরিচয় মিলবে £ 


১. আল-কাওয়াকিব, ১৬১ পৃ. । 


www.almodina.com 


সং্খামী সাধকদের ইতিহাস ১৪১ 


১১০৯৩1৬১৮৯৩ ০৩১৯১ ৩13২। ৮১৪ collec 15) 
২:১০১ ০০৮৪ Lilly ale ৮০ SE Le 0৮5 ভাসি le 
৩১ ৮৮৯০২ ০৯1১৩১০১৩৯৩ ১৬৯০৫৩১৩০50 ১৯০৪৭ ও le 
5১1১ 22৮০৬ EAS ৮১৯ sgl 4241 51১1 Ul ১11 Sal ০১৪) 
১০৯]। ৮৮5 €১৬৭। ৩০ হি ১০] ৮১ তত JAY Gd ভে 
4111 ০০১৯৭ ১2৮51158511 4111 ৩০ Sly JIN ২০০৪ 
5১ 4১৮৯০১৭০৮১৬ ৮৪৪৩ ২০৮১৯ ০১৮৯ ৬১৪৩ Cn SS 
- 4141 4১৯১০৭৯১৯৯৩ ৮৬৪ ৮৮০ ১৬০১ LSD ০ 
তিনি তার বোধগম্য বিষয়বস্তুর ক্ষেত্রে এমন সব টীকা ব্যবহার করেছেন যা 
পূর্ববর্তী ও শেষ যুগের বিজ্ঞ 'আলিমগণ ব্যবহার করতে সাহস পাননি । ফল 
দীড়ায় এই, মিসর ও সিরিয়ার বিরাট একদল “আলিম তার বিরোধী হয়ে 
যান এবং এ সকল “আলিম তার বিরোধিতার ক্ষেত্রে চেষ্টার কোন ক্রুটি 
রাখেন নি। তারা ইবনে তায়মিয়া (র)-র ওপর বিদ'আতী হবার অপবাদ 
দিয়েছেন, তার সঙ্গে বিতর্কে নেমেছেন এবং তাকে পত্র লিখেছেন। কিন্তু 
তিনি সর্বাবস্থায় নিজস্ব চিন্তাধারায় ও “আকীদা-বিশ্বাসে সুদৃঢ় থেকেছেন, 
কোন ক্ষেত্রেই তিনি তাদেরকে কোন ছাড় দেননি কিংবা কাউকে বিশেষ 
খাতিরও করেন নি, বরং সব সময় তিনি সে সব তিক্ত সত্য কথাই বলতে 
চেয়েছেন যা নিজস্ক ইজতিহাদ, চিন্তা-ভাবনা, মেধা, আচার-অভ্যাস ও 
কথাবার্তার ওপর পড়েছিল । কেবল এটিই একমাত্র বিষয় ছিল না, বরং এর 
আল্লাহ্‌র নির্ধারিত বিধি-বিধানের প্রতি ভক্তি-শ্রদ্ধাও এর অন্তর্গত ছিল। তার 
ও তার সমসাময়িক বিরোধিতাকারী মহলের ভেতর বড় বড় লড়াই-সংঘর্ষ 
হয়েছে, সিরিয়ায় ও মিসরে বিরাট মুকাবিলা হয়েছে। বহুবার এমনও হয়েছে 
যে, সমস্ত দল-উপদল একদিকে, অপরদিকে তিনি একা নিজে । এরপরও 
বাচিয়ে নিয়েছেন ।১ 
ইমাম ইবনে তায়মিয়া (র) তার সমসাময়িকদের ভেতর জ্ঞানের গভীরতা ও 
পাপ্তিত্যের ক্ষেত্রে অবধারিতভাবেই বিশিষ্ট স্থানের অধিকারী ছিলেন যা তার 
সমসাময়িক সকলেই উচ্চ কণ্ঠে স্বীকার করেছেন । কিন্তু তার আসল বৈশিষ্ট্য যা 


১. আর-রাদ্দু'ল-ওয়াফির, ৭১ পৃ. ৷ 


www.almodina.com 


১৪২ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 

তাকে তার সমসাময়িক খ্যাতনামা আলিম ও জ্ঞানীদের মাঝে বিশিষ্টতা দান 
করেছিল এবং ইতিহাসের পাতায় তাঁকে এক অনন্য ও অসাধারণ মর্যাদায় 
অভিষিক্ত করেছিল তা কেবল তার পাণ্ডিত্যের দ্যুতিতেই ছিল না, বরং ছিল তার 
চিন্তার দৃঢ়তা, অপূর্ব বিশ্লেষণী শক্তি ও তার মুজতাহিদসুলভ রীতি-পদ্ধতিতে। 
তিনি সেই সব জ্ঞান-বিজ্ঞান ও শাস্ত্র এবং সেই সমস্ত পুস্তক-পুস্তিকাই পাঠ 
করেছিলেন যা তার সমসাময়িকেরাও করেছিলেন! এতদৃসত্তেও তিনি তার অধীত 
জ্ঞান-ভাণ্ডার ও পুস্তকাদির ভেতর থেকেই নিজস্ব রাস্তা বের করে নিয়েছেন এবং 
সত্ব্রই এক বিশিষ্ট আসন লাভে সক্ষম হয়েছিলেন । আরবী ব্যাকরণ তো সবাই 
পড়েছিলেন এবং সকলেই সীবাওয়ায়হ্র অন্ধ অনুসরণকেই নিজেদের জন্য 
বাধ্যতামূলক করে নিয়েছিলেন । এক্ষেত্রে তার উক্তিকে অন্রান্ত ও শেষ কথা মনে 
করা হত। কিন্তু ইবনে তায়মিয়া (র) তার “আল-কিতাব” (যাকে ব্যাকরণবিদগণ 
অধ্যয়ন করেছিলেন । আবু হায়্যান নাহভী যখন সীবাওয়ায়হ-এর বরাত দেন তখন 
তিনি পরিষ্কার ভাষায় জানিয়ে দেন, সীবাওয়ায়হ কি নবী ছিলেন (যার সব কথাই 
আমাদেরকে মানতে হবে)? তার ওপর কি আরবী ব্যাকরণশাস্ত্র নাযিল হয়েছে? 
তিনি তীর “আল-কিতাব"” গ্রন্থে আশিটি স্থানে ভুল করেছেন । গ্রীক যুক্তিশান্ত্র ও 
দর্শনের অধ্যয়নের ক্ষেত্রে তার যুগের অধিকাংশ ‘আলিম ও ফকীহ সংযত ছিলেন 
এবং যারাই তা অধ্যয়ন করেছেন তারাই কমবেশি এর দ্বারা প্রভাবিত হয়েছেন। 
বিম্ময়ের ব্যাপার এই যে, দর্শনশান্ত্রের সবচেয়ে বড় সমালোচক ও মুসলমানদের 
মধ্যে এর নাড়ি-নক্ষত্র সম্পর্কে যিনি সবচেয়ে বেশী ওয়াকিফহাল, সেই 
হুজ্জাতু'ল-ইসলাম ইমাম গাযালী (র) তার গ্রন্থে, এমন কি 'ইহ্য়াউ'ল- 
উলুম'কেও গ্রীক অধিবিদ্যা ও নীতি দর্শনের প্রভাব থেকে পুরোপুরি রক্ষা করতে 
পারেন নি, বরং দর্শনের এতিহাসিকগণ তার বহু রচনায় গ্রীক দর্শনের ছায়াপাত 
লক্ষ্য করেচ্ছেন।৯ পক্ষান্তরে ইবনে তায়মিয়া (র) গ্রীক-দর্শন ও যুক্তিশান্ত্রের 
বিরুদ্ধে বিদ্রোহের ঝাণ্ডা উচিয়েছেন, অথচ কোথাও তাকে এর সঙ্গে সমঝোতা 
করতে দেখা যায় নি। তিনি “কিতাবু'র-রাদ্দু 'আলা'ল-মানতিকিয়ীন” নামক 
গ্রন্থে গ্রীক দর্শন ও যুক্তিশাস্ত্রের যুক্তিসিদ্ধ সমস্যা ও প্রতিপাদ্য বিষয়গুলোর ওপর 
সমালোচনার দৃষ্টিভঙ্গিতে আলোচনা করেছেন। সে সবের ওপর কার্যকর ব্যবচ্ছেদ 
(অপারেশন) চালিয়ে এর পুরো ব্যবস্থাটাকেই আহত এবং স্বীয় ক্ষুরধার ও শাণিত 
সমালোচনার তীর বর্ষণ করে তিনি এর গোটা অবয়বকেই ঝাঝরা করে ফেলেন । 
ফিক্হ ও হাদীসের ক্ষেত্রে আলোচনা ও দৃষ্টি ক্ষেপণের বেশ কিছু কাল আগে 


১. বিস্তারিত জানতে চাইলে i lil LS DNL ৮৪ DESY LL 
২-৪১১5১। এবং 5১২২। ১১ ড. মুহাম্মদ ইউসুফ মূসাকৃত । 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ১৪৩ 


থেকেই কতক সীমাবদ্ধ গন্তী তৈরী হয়ে গিয়েছিল যে গন্তীর বাইরে কদম ফেলতে 
কেউ সাহস পেতেন না এবং বহু কাল থেকে ফিকহ ও হাদীসের এই বিস্তৃত 
ভাণ্ডারে আর কিছুই সঞ্চিত হয়নি । ইমাম ইবনে-তায়মিয়া (র) বহু ফিকহী 
মসলার ক্ষেত্রে যেগুলো সমাধান হয়ে গেছে বলে মনে করা হত, সেগুলো সম্পর্কে 
পুনরায় চিন্তা-ভাবনা করেন এবং স্বীয় গবেষণা ও বিচার-বিশ্লেষণের ফল পরিপূর্ণ 
সাহসিকতা ও তত্ত্বগত গাল্তীর্যের সঙ্গে পেশ করেন। এর ফল হল, স্থবির মস্তিষ্কে 
ও পণ্ডিত মহলের বিবশ কারখানায় পুনরায় স্পন্দন সৃষ্টি হয় এবং চিন্তা-চেতনার 
বদ্ধ দুয়ার অর্গলমুক্ত হয় । অবশেষে তিনি দৃঢ় চিত্তে কেবল কুরআন ও সুন্নাহর 
ভিত্তিতে সাহাবায়ে কিরামের অনুসৃত আদর্শের (১1) আলোকে ফতওয়া দিতে 
শুরু করেন। হাফিয যাহবী তার জীবদ্দশায় লিখেছেন £ 


২1০ 31১1 ১৮৪৮৯ Lor ৪১ ৬০ ১ ৬৮১১৭ ১৭৪ 9১43 
৩০৪৩১ VAs 384। Ey shady TAL Tid ১ Sly 
-৮241 ৯০1 ১৬০5 
এদিকে আজ কয়েক বছর যাবত (মযহাব চতুষ্টয়ের ভেতর) কোন একটি 
নির্দিষ্ট মযহাব মুতাবিক তিনি ফতওয়া দেন না, বরং যে মযহাবের 
দলীল-প্রমাণকে তিনি সর্বাধিক যুক্তিযুক্ত মনে করেন সেই মুতাবিকই তিনি 
ফতওয়া দিচ্ছেন । তিনি নির্ভেজাল সুন্নাহ ও ইসলামের প্রথম যুগের বুযুর্গদের 
অনুসৃত পন্থার সাহায্যে এমন সব দলীল-প্রমাণ, প্রতিপাদ্য ও কার্যকারণ 
সম্পর্ক কায়েম করেছেন যে ক্ষেত্রে তিনি একক ও তুলনাহীন। তার পূর্বে 

আর কেউ এমন দলীল-প্রমাণ ও প্রতিপাদ্য কায়েম করতে সক্ষম হননি ।১ 


এই সব 'ইজতিহাদ'-এর ক্ষেত্রে কখনো কখনো তাকে একক ভূমিকায় 
দেখা যায়, কখনো ভুল-ত্রান্তির শিকারও হয়েছেন, যেমনটি সাধারণত ভুলে ভরা 
মানুষের ক্ষেত্রে ঘটেই থাকে । এমন নয় যে, প্রতিটি মসলার ক্ষেত্রে তার পেশকৃত 
দলীল-প্রমাণ শক্তিশালী হবেই এবং আমরা তা মানতে বাধ্য হব। কিন্তু এতে 
সন্দেহের এতটুকু অবকাশ নেই, তিনি তার লক্ষ্য ও উদ্দেশ্যে সনিষ্ঠ ও অকপট 
ছিলেন। তিনি নফ্স-পরস্তী তথা আত্মপূজা, প্রবৃত্তিজাত কামনা-বাসনার আনুগত্য, 
আরামপ্রিয়তা অথবা কোন মুসলিহাত বা উপযোগিতার খাতিরে কোন ইমামের 
মত, কোন ফিকহী মযহাব অথবা জমহুর তথা সমষ্টিগত মতামত পরিত্যাগ এবং 
কোন মসলার ইস্তিম্বাত করতেন না। তিনি ছিলেন সত্যান্েষী, দলীল-প্রমাণের 


১. আল-কাওয়াকিবুদ্দুরিয়্যা, পূ. ১৫৬-৫৭ । 


www.almodina.com 


১৪৪ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 
পাবন্দ এবং কুরআন ও সুন্নাহর অনুগত । এ সম্পর্কে ফতহু'ল-বারী প্রণেতা 
শাফি'ঈ মযহাবের অন্যতম শ্রেষ্ঠ মুহাদ্দিস হাফিয ইবনে হাজার 'আসকালানী 
(র) যা বলেছেন আমাদের পাঠকদের জ্ঞাতার্থে এখানে তা তুলে ধরছি। তিনি 
বলেন ঃ 
৬5] 4১৮1৩ ৯১৯০ ১৮১ ১১০০৪ ভ ০১5১1 ৮১৮৮৪ শু Cl 
AYE Js ৮০ ১৯5১3 SHEL ৮552 এ Le ০৮৯৯ 
Lis ১১০5১ Ay খল lal ৬৭৭০৪ 0905 ale 55411 0098 
০১ ১১১০ ৬৯ ০০47৪ ALY 4১ lbs sly mm le > 
uSDE ১১৮০০ 5) 
৮41১১) ৭০41 ১1 ৩৮2 2 ৩0013 ale শী ১০ 
- ১411১ ৭4 ১৬০ ০4০১) ৪৭]। ৮ 
নিঃসন্দেহে তিনি তীর যুগের শ্রেষ্ঠতম বুযুর্গ ছিলেন। যে সমস্ত ক্ষেত্রে তার 
বিরুদ্ধে আপত্তি উত্থাপিত হয়েছে সেগুলোও তিনি নিজের খেয়াল-খুশির 
বশবর্তী হয়ে করেন নি। সাধারণত যখন তিনি কোন দলীল-প্রমাণের 
ব্যাপারে পরিপূর্ণূপে আশ্বস্ত হতেন তখনই কেবল তিনি তার ওপর অনড় 
ভূমিকা নিতেন। যে সমস্ত মসলার ক্ষেত্রে তিনি সত্যের ওপর প্রতিষ্ঠিত, আর 
এ জাতীয় মসলার সংখ্যাই অধিক, সে সমস্ত মসলার ক্ষেত্রে আমাদেরকে 
তার অনুসরণ করা উচিত, উচিত তা থেকে উপকৃত হওয়া এবং এজন্য তার 
অনুকূলে দু'আ-খায়র করা । যে সমস্ত মসলার ব্যাপারে তার ভুল হয়েছে সে 
ক্ষেত্রে আমাদের উচিত তার অনুসরণ না করা । এ ব্যাপারে তিনি মা'যূর, 
ক্ষমার্হ এবং তা এজন্য যে, তার যুগের শ্রেষ্ঠতম 'আলিম-“উলামা স্বীকার 
করেছেন, তার ভেতর ইজতিহাদ করবার সমস্ত শর্তই বিদ্যমান ছিল । এমন 
কি তার একজন বড় প্রতিপক্ষ, যিনি তাকে হেনস্থা করতেও তৈরি থাকতেন 
অর্থাৎ শায়খ জামালুদ্দীন আয-যামালকানী, তিনিও এর স্বীকৃতি দিয়েছেন।৯ 
নিষ্ঠা ও নিবিষ্টচিত্ততা 
ইবনে তায়মিয়া (র)-র জীবনের একটি উজ্জ্বলতর দিক ছিল এই, তিনি 
“ইলমে দীনের খিদমতের জন্য সর্বদাই নিবেদিত ছিলেন, উৎসর্গীত ছিলেন । তিনি 
তার গোটা জীবনভর আর কোন কিছুর সঙ্গে সম্বন্ধ রাখেন নি। তার অধিকাংশ 
সমসাময়িক, বন্ধু-বান্ধব ও সমবয়স্ক, যাদের অনেকেই বড় বড় নিষ্ঠাবান বুযুর্গ 
১. আর-রাদ্দুল ওয়াফির, ৭৮ পূ. । 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ১৪৫ 
ছিলেন, বিরাট বড় মনীষী ছিলেন, বিভিন্ন রাষ্ট্রীয় পদে নিযুক্ত থেকেছেন কিংবা 
রাজা-বাদশাহ্র উপহার-উপটৌকনে ধন্য হয়েছেন অথবা রাষ্ট্রীয় ভাতা পেয়েছেন, 
কিন্তু ইব্‌ন তায়মিয়া (র) গোটা জীবনভর এসব থেকে মুক্ত থেকেছেন। তিনি 
'ইলম ও দীনের চর্চা, ফতওয়া প্রদান, দর্স ও তাদরীস তথা পঠন-পাঠন, 
ওয়া'জ-নসীহত, গ্রন্থ প্রণয়ন, তথ্যানুসন্ধান ও গবেষণা ভিন্ন আর কোন পেশার 
সঙ্গেই নিজেকে সম্পৃক্ত রাখেন নি। তার একজন সমসাময়িক ব্যক্তি জ্ঞানের প্রতি 
তার নিম্পৃহ মানসিকতা ও এর সঙ্গে সম্পর্কহীনতার সাক্ষ্য নিম্নোক্ত ভাষায় 
দিয়েছেন 8 
১১ 5১৮৯৩১৩২1০৮ ০1১5 33 ৮৪০ A Ll LS 
» ৮8950011191 TB. SUSY ৯:১১ 23153 3 24১0০ 
১৯৮০ ১ লী ১১ ০০৮৭৮ উট 2৮1 4৮83 বলল এত 15 
2১১৫ 05151445085 05153 ৮৪.১১ 5 0:১0351১8০31855 
111 +১০ 111 ৮৮০০২০৮৪ ৮০ ol sols ১০০ cl 
01৯১৪) 2505 ০৮৬4। 3) 103143৮8৩০০) ৬০০৭1 dl 
oul ১৯৯151115১১ ১ ৮১৯০১১১1১৮০ 1১০৬৪ 71 ০৮১১) 

5১৯138০4321 
তিনি লোকের সঙ্গে বেচা-কেনায়, ব্যবসা-বাণিজ্যে, অংশীদারী কারবারে, 
কৃষিকর্মে, ইমারত নির্মাণে প্রভৃতি কোন ধরনের কাজেই সম্পর্ক রাখেন নি। 
কখনো ওয়াক্ফ সম্পত্তির তত্ত্বাবধায়ক কিংবা মুতাওয়াল্লীও তিনি থাকেন 
নি। কোন সরকারের ভাতা কিংবা কোন সুলতান, শাসক কিংবা ব্যবসায়ী 
কর্তৃক প্রদত্ত উপহার-উপডৌকনও গ্রহণ করেন নি। টাকা-পয়সা, ধন-সম্পদ 

ংবা কোন খাদ্য-দ্রব্য তিনি কখনও সঞ্চয় করেন নি। তার জীবিতকালে 
সম্পদ বা পুঁজি বলতে ছিল একমাত্র 'ইল্ম বা জ্ঞান-ভাণ্ডার আর মৃত্যুর পর 
তার উত্তরাধিকার বলতেও একমাত্র এটাই ছিল । আর এটাই নবী জীবনের 
আদর্শ ৷ হুযূর আকরাম সাল্লাল্লাহ ‘আলায়হি ওয়া সাল্লাম বলেছেন ঃ 
'আলিমগণ নবীদের ওয়ারিছ। আর কোন নবীই উত্তরাধিকার হিসেবে 
টাকা-পয়সা কিংবা ধন-সম্পদ রেখে যান নি, যা রেখে গেছেন তা হল 
“ইল্ম-এর উত্তরাধিকার । যারা এই উত্তরাধিকার পেয়েছে তারা বড়ই 
ভাগ্যবান ৷ 
১. আল-কাওয়াকিবুদ-দুর্রিয়াাঃ, পু, ১৫৬-৫৭ 
সাধক (২য়)-১০ 


www.almodina.com 


১৪৬ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 
কাওয়াকিবু'দ-দুরিয়্যার লেখক বিশ্বস্ত লোকদের উদ্ধৃতি দিয়ে লিখেছেন ঃ 


২1 491 ৮৬৮৯ ১১৮11 ভাঁও 4১৮55 বি ৬৯ ৮৮৪ ৪ 5) 
৬৯) ১০১ 4131১815411) ০০ 41৩০০ ২1705 4১৪ faces 
» ৮০ ৬ 3৩ 
তিনি তার গোটা কাল ও সময় 'ইবাদত-বন্দেগীর মাঝে কাটিয়েছেন, এমন 
কি তিনি নিজের জন্যও অপর কোন পেশাই অবলম্বন করেন নি যা তাকে 
আল্লাহ্‌র ধ্যান-জ্ঞান থেকে অন্য দিকে লিপ্ত রাখবে আর চাই তা ধন-সম্পদই 
হোক কিংবা পরিবার-পরিজনই হোক ।১ 
তার পেশা ও ‘ইলম সম্পর্কে চিন্তা-ভাবনা, দীনের মধ্যে আত্মনিমগ্রতা ও 
জীবনের বহুবিধ ব্যস্ততা (যার একটি উল্লেখযোগ্য অংশ কারাগারে ও গৃহে 
নজরবন্দী অবস্থায় কেটেছে) তাকে এতটুকু অবকাশও দেয় নি যাতে করে তিনি 
বিয়ে করতে পারেন। গোটা জীবনই তিনি একাকী নিঃসঙ্গ অবস্থায় জ্ঞানের 
অনুসন্ধানে ও জিহাদী যিন্দেগীর মাঝে কাটিয়ে দিয়েছেন। কাওয়াকিবু'দ-দুর্রিয়্যার 
লেখক তার দৈনন্দিন জীবনের কর্মতালিকা ও সময়-সূচীর বর্ণনা নিঙ্নোক্তভাবে 
দিয়েছেন ঃ 


৬১1১৯ ০৮১৯৪ ভাজ 53053 ALG ভা 53৮০ 1১৪১৩ 
১১৭১৬ 45৪24111575 Ee ভাসি 
elias 5০5৯] 4915 ০153 ৮১৯61 a 
৮১১১১ 4৯/। ০১ ৪9৮ উঠত 9। 11 5111 জা এও 
১১৯৬৩ ৮155 41115১০1১১২ ৮8115 ddl 414 DS ০১৯, 
- ১১৪৯-৯৩ 


কখনো তিনি ফতওয়া দানে মশগুল হতেন, কখনো-বা লোকের নানা 
প্রয়োজন পূরণে । আর এভাবেই জোহরের ওয়াক্ত এসে যেত। তিনি 
জামা“'আতে জোহর আদায় করতেন । এভাবেই দিনের অবশিষ্ট ভাগ কাটত । 
এরপর তিনি মাগরিব আদায় করতেন । তারপর দর্স প্রদান করতেন তিনি । 
এরপর এশার সালাত আদায় করতেন । অতঃপর দর্স ও অধ্যয়ন শুরু হয়ে 


১. প্রাগুক্ত ১৫৬ পু. 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ১৪৭ 


যেত। আর এভাবেই রাতের একটা বিরাট অংশ অতিবাহিত হত । এরই 
ভেতর তিনি রাত-দিন সমানভাবে আল্লাহর যিক্র, কালিমায়ে তাওহীদ ও 
দু'আ-ই ইস্তিগফারে মশগুল থাকতেন ।১ 
‘ইলম তথা জ্ঞান যদি হয় কোন মুদাররিস কিংবা মুফতীর একটি গরজ, 
সাময়িক পেশা ও খেদমতের বিষয়, তবে সে ক্ষেত্রে ইবনে তায়মিয়া (র)-র জন্য 
তা খোরাক ও পরিধেয় পোশাক-পরিচ্ছদে পরিণত হয়েছিল এবং এটি তার 
অন্যতম স্বভাবে পরিণত হয়ে গিয়েছিল। শায়খ সিরাজুদ্দীন আবূ হাফ্স 
আল-বাযযার বলেন ঃ 
০৪174 4১৮০ ০১১৮৩ 45১৬ 4৮৯42 BEAL ০ US 7৮41 SS 
০1055 9113048104৬ dasamsa 
মনে হত “ইল্ম তার শিরা-উপশিরায়, অস্থি-মজ্জায়, শরীরের প্রতিটি 
রক্ত-কণিকায় মিশে গেছে। “ইল্ম তার নিকট সাময়িক প্রয়োজন কিং 
আপাত চাহিদার বিষয় ছিল না, বরং এ ছিল তার অঙ্গীভূত অঙ্গাবরণ।২ 
তার ইখলাস তথা অকপট নিষ্ঠা ও অকৃত্রিম নিঃস্বার্থপরতার এও একটি বড় 
দলীল যে, তিনি তার বিরোধী প্রতিপক্ষ ও তার অকল্যাণকামীদের সর্বক্ষেত্রেই 
অঙ্গবরণ ক্ষমা করেছেন এবং পরিষ্কার ঘোষণা দিয়েছেন 8 (1... ১:15 1৯ 
| 41১51 ৮5 “আমি সমস্ত মুসলমানকে ক্ষমা করেছি যারা আমাকে কষ্ট 
দিয়েছে কিংবা কষ্টের কারণ হয়েছে।” সুলতান আন-নাসির -এর ক্ষমতায় 
প্রত্যাবর্তনের পর বহু পীড়াপীড়ি সত্বেও তার সবচেয়ে বড় প্রতিপক্ষ কাষী ইবনে 
মাখলুফকে যেভাবে ক্ষমা করেছেন এবং সুলতানের নিকট তার ও তার সহযোগী 
সাম্রাজ্যের কর্মকর্তা ও “আলিমদের যেভাবে প্রশংসা ও তাদের জন্য সুপারিশ 
করেছেন, তা থেকে তার নিঃস্বার্থপরতা, উদার মহানুভবতা ও অকপট নিষ্ঠার 
পরিচয় মেলে । এ থেকে এও প্রমাণিত হয়, তার সমস্ত ইখতিলাফ 'ইল্মী ও 
ধর্মীয় ভিত্তির ওপর ছিল, এতে স্বীয় প্রবৃত্তি ও ব্যক্তিস্বার্থের সামান্যতম গন্ধও ছিল 
না। তার এই ইখলাস (নিষ্ঠা) ও নিঝিষ্টচিত্ততার ফল হয়েছিল এই, ৬৭ বছরের 
কর্মব্যস্ত, ঘটনাবহুল ও উত্তাল জীবনে লেখনী, গবেষণা ও জ্ঞান-সম্ভারের এমন 
এক ভাণ্ডার তিনি রেখে গেছেন যা জ্ঞানীদের একটি গোটা সম্প্রদায়ের জন্য গর্বের 
ধন হতে পারে। এই ইখলাস ও নিবিষ্টচিত্ততারই ফল হল, তিনি যুগ ও 
পরিবেশের ওপর এমন এক সুদূরপ্রসারী প্রভাব রেখে গেছেন যাতে করে তাকে 
নিঃসন্দেহে এক নতুন যুগের প্রতিষ্ঠাতা ও একজন যুগন্ধর ব্যক্তিত্বের অধিকারী 
বলা যেতে পারে। 


১. আল-কাওয়াকিবুদ-দুরিয়্যা, পৃ. ১৫৬। ২. এ 


www.almodina.com 


তৃতীয় অধ্যায় 


ইবনে তায়মিয়া (র)-র রচনাসমূহ কতকগুলো একক বৈশিষ্ট্যে সমুজ্জ্বল যা 
সেই যুগের সাধারণ রচনাসমূহ থেকে তাকে অধিকতর উজ্ভ্বলরূপে প্রতিভাত 
করে তোলে । এর ফল হল, কয়েক শতাব্দী গুজরে যাবার পরও, বিরাট গুরুত্বপূর্ণ 
জ্ঞান ও মেধাগত বিপ্লব সত্ত্বেও তা অদ্যাবধি নতুন বংশধরদের মন-মস্তিষ্ককে 
প্রভাবিত করে এবং এরই ফলে এই বুদ্ধিবৃত্তিপ্রিয়তা ও নিত্য-নতুন চাহিদার 
যুগেও তা নতুনভাবে জনপ্রিয় হয়ে উঠছে। এসব বৈশিষ্ট্যের মধ্যে নিম্নোক্ত চারটি 
অধিকতর গুরুত্বপূর্ণ £ 

১. ইবনে তায়মিয়া (র)-র প্রায় সমস্ত রচনার পাঠকের ওপর এই প্রভাব 
পড়ে যে, এই গ্রন্থের লেখক শরীয়তের উদ্দেশ্য, লক্ষ্য ও দীন তথা ধর্মের রূহ 
(আত্মা)-এর রহস্যবিদ। তার হাতে ধর্মের বিভিন্ন দিক ও মূলনীতি এসে ধরা 
কেন্দ্রানুগ, তৃপ্তিকর ও সান্তবনাদায়ক ও নিশ্চিত বিশ্বাস উৎপাদকও হয়ে থাকে। 
তিনি খুঁটিনাটি বিষয়ের পরিবর্তে উসুল তথা নীতির ওপর জোর দেন এবং 
এভাবে আলোচনার সূত্রপাত করেন যে, পাঠক অনুভব করেন, এটাই দীনের 
মেযাজ, এই হচ্ছে তার রূুহ। আর ইচ্ছায় কিংবা অনিচ্ছায় এটাই হচ্ছে শরীয়তে 
মুহাম্মদীর দাবী । তিনি তার সমসাময়িক ও অপরাপর লেখকদের তুলনায় তার 
শ্রেষ্ঠত্ব ও প্রাধান্যের গোপন রহস্য শরীয়তের এই লক্ষ্য ও উদ্দেশ্য এবং দীনের 
রূহ সম্পর্কে অবহিতি ও তার মুখপাত্র হিসাবে সার্থক প্রতিনিধিত্ব যা তার প্রতিটি 
ছোট-বড় রচনায় পরিষ্কারভাবে দৃষ্টিগোচর হয়, বিশেষত তিনি যখন ‘আকাইদ ও 
গুরুত্বপূর্ণ ‘ইলমে কালাম সম্পর্কিত ফিকহী মসলা-মাসাইলের ওপর আলোচনা 
করেন। 

২. তার দ্বিতীয় উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল, তীর গ্রন্থে জীবনের ছবি দেখতে 
পাওয়া যায়। অনুভূত হয়, এ সব গ্রন্থ কোন শিক্ষায়তনের কোণে কিংবা বিচ্ছিন্ন 
কোন দ্বীপে লিখিত হয় নি, বরং ঠিক জীবনের ময়দানে ও জনসাধারণের মাঝে 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ১৪৯ 


লেখা হয়েছে। তার রচিত গ্রন্থাদি থেকে খুব সহজেই তার যুগকে চিহ্নিত করা 
যায় এবং সেই সমাজ ও সভ্যতার মন-মানসিকতা ও চরিত্রের পরিমাপ করা যায় 
যে সমাজ-সত্যতার সঙ্গে এ সবের লেখক সম্পর্কিত ছিলেন ।১ 


অতঃপর এ সব গ্রন্থ থেকে তার আবেগ ও প্রেরণা, পছন্দ ও অপছন্দেরও 
পরিমাপ করা যেতে পারে । বোঝা যায়, এ সবের লেখক মন-মস্তিষ্ক ও মানবীয় 
আবেগ-অনুভূতির অধিকারী একজন মানুষ ছিলেন, কেবল লেখার নিষ্প্রাণ যন্ত্র 
কিংবা বুদ্ধিপিণ্ড ছিলেন না। 

কুরআন তাফসীরের ক্ষেত্রে তিনি যে তরীকা বা পন্থা এখতিয়ার করেছিলেন 
তার একটি বড় বৈশিস্ট্য হল, জীবনের সঙ্গে এর সম্পর্ক ও যোগসূত্র রয়েছে । এর 
লেখক আয়াতে ইলাহী তথা খোদায়ী নিদর্শনকে তার চারপাশের জীবন ও 
সমসাময়িক কালের মানুষের ওপর আরোপ করেন এবং এ সব আয়াতের 
দৃষ্টিকোণ থেকে জীবনের খতিয়ান নেন। সেই সাথে আপন সমসাময়িক 
লোকদের ও উম্মার বিভিন্ন শ্রেণীর খতিয়ানও গ্রহণ করেন। তিনি আমাদেরকে 
বলে দেন, এসব আয়াত ও হাকীকত থেকে জীবনের কোথায় বিচ্যুতি ঘটছে এবং 
এর ফলে কী পরিণতি দেখতে পাচ্ছি।২ জীবনের এই গুণ তার অপরাপর রচনায় 
খুবই কম পাওয়া যায় কিংবা পাওয়া যায় না বললেই চলে। 


৩. তিনি যে বিষয়বস্তুর ওপরই কলম ধরেন তার ওপর এত প্রচুর 
উপকরণের সমাবেশ ঘটান যা বিশটির অধিক গ্রন্থে ও শত শত পৃষ্ঠায় ইতস্তত 
বিক্ষিপ্ত ছড়িয়ে থাকে । তার এই রচনা পদ্ধতি (যাকে বিশ্বকোষ জাতীয় 
লেখনী-পদ্ধতি বলা যেতে পারে) তার সমস্ত রচনার উল্লেখযোগ্য গুণ, চাই কি 
তা কুরআন-উক্ত আলোচনার ওপর হোক কিংবা হোক তা বুদ্ধিবৃত্তিক । আর 
এভাবেই তার গ্রন্থগুলোতে এক জায়গায় এতটা উপকরণ মিলে যে, তার একটি 
গ্রন্থ অধিকাংশ সময় একটি গ্রন্থাগারের স্থলাভিষিক্তরূপে পরিণত হয় এবং 
একজন বিদ্যার্থীকে বহু গ্রন্থের দ্বারস্থ হবার হাত থেকে মুক্তি দেয়।৩ অধিকাং 
সময় এই সব উপকরণ ও মাল-মশলা ও কুরআন-হাদীসের উদ্ধৃতি পেশ করতে 
আলোচনার প্রান্ত হাত থেকে বেরিয়ে যায় এবং নিবিষ্ট পাঠক তার কথামালা ও 
উদ্ধৃতির আধিক্যের মাঝে নিজেকে হারিয়ে ফেলেন। তার পক্ষে আলোচনা 


১. নমুনা হিসাবে দেখুন 
- 2৯৭1 Lal ৮1৮১০ iil 451১৮৯41 Lass 
২. দ্র. তাফসীর সূরা নূর, সূরা ইখলাস প্রভৃতি । 


৩. উদাহরণস্বরূপ দেখুন 
- ৮৮১৮) ০১ ০১০ ০৮৮ ৮১৯৮৭) ০1১৯1 3 dl cl 


www.almodina.com 


১৫০ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 

গোছান ও আয়ত্তে আনা কঠিন হয়ে পড়ে । এই অসুবিধা ও কাঠিন্য সত্বেও তার 
[ইবনে তায়মিয়ার (র)] লিখিত কিতাবাদির এই উপকারী দিকটিও খাটো করে 
দেখার সুযোগ নেই যে, এসব গ্রন্থ পূর্ববর্তী ও সমসাময়িক বুযুর্গ -মনীষীদের 
কথিত উক্তি ও মতামতের এক ভাণ্ডার এবং আপন বিষয়বস্তুর ওপর একটি 
ছোটখাটো বিশ্বকোষ বিশেষ । জ্ঞান-বিজ্ঞানের জগতে এটিও তার এক অবদান 
যে, তিনি বহু প্রাচীন উপকরণ ও উপাদান আমাদের জন্য সংরক্ষণ করে গেছেন 
এবং বহু মতামত ও নানা চিন্তাসমষ্টিকে তার গ্রন্থে উদ্ধৃত করে নষ্ট হবার হাত 
থেকে রক্ষা করেছেন। 


৪. তার গ্রন্থাদি সাধারণ কালাম ও ফিক্হশান্ত্রীয় রচনা থেকে এ দিক দিয়েও 
বিশিষ্ট যে, তাতে এসব বিষয়বস্তুর ওপর লিখিত অপরাপর গ্রন্থের মতে শুষ্ক, 
জটিল ও “মতন” (৬-৯)-সমূহ দ্বারা ভারাক্রান্ত নয় যার মধ্যে সাধারণত প্রতিটি 
শব্দ বন্ধন, টীকা ও ফুটনোট দ্বারা ভরপুর থাকে । ইবনে তায়মিয়া (র)-র রচনায় 
খজুতা, জোর, আরবীয়তা (২১১০) ও কোথাও (অনিচ্ছাকৃত) অলংকরণ, সাহিত্য 
ও বাগ্মিতার শান সৃষ্টি হয়ে যায় যা তার কিতাবাদিকে (যা অধিকাংশই বিরাট 
ভলিউমবিশিষ্ট) চিত্তাকর্ষক, হৃদয়গ্রাহী, জীবন্ত ও ওজস্বী করে তোলে । বিশেষত 
তিনি যখন প্রাচীন বুযুর্গদের তরীকা-পদ্ধতিকে অগ্রাধিকার ও তাদের ধর্মীয় 
‘ইল্‌ম, আমল ও চিন্তার ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব ও ফযীলতের ওপর আলোচনা করেন 
তখন তার কলম অত্যন্ত জোরদার এবং তার আলোচনা ছন্দায়িত হয়ে ওঠে। 
তার সমসাময়িক সাহিত্যিক ও জীবনীকারগণ তার জীবনের বিভিন্ন অবস্থা ও 
কামালিয়াতের ক্ষেত্রে নানা বৈশিষ্ট্যের সঙ্গে তার ভাষার অলংকরণ ও বাগ্িতার 
আলোচনাও করেছেন। 

হাফিজ আবু হাফুস বলেন £ 
১১০০৩ ১) ০৯৪৮০ LS ৮৯8৪3508541 ৬৪০ LS ৬০ 
4-১১১০৮০৮*ীত rll ০০ ৮৮০৮৮ £ ১৬৪ ৩ ৬1714 শত 
০৮৯১ ১০৯৪ ১১৯84) ১5০৪ ৮০ ০০৮1 ৮১ 1১5 ১1 44175 iy 

- ০৬৪৯৪ 
তার কথায় বন্যার বেগ ও সমুদ্রের উন্মন্ততা পরিলক্ষিত হয় । কথার প্রথম 


থেকে শেষ পর্যন্ত এমন মনে হয় যেন তিনি শ্রোতাদের মাঝে উপস্থিত নন. 
তিনি যেন তাদের মাঝ থেকে হারিয়ে গেছেন । কথা বলার সময় তিনি চোখ 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ১৫১ 


বন্ধ করেন, তারপর তিনি বক্তৃতা করেন। আর এ সময় তিনি এমনই এক 

ভীতিকর ও মর্যাদাপূর্ণ প্রভাবে উজ্জীবিত হন যা গোটা মজলিসকেই আশ্চর্য 

রকমের প্রভাবিত করে ফেলে ।১ 

তার রচিত গ্রন্থাদি অধ্যয়ন করলে বোঝা যায়, শব্দের সাবলীলতা ও জ্ঞানের 
উত্তাল তরঙ্গময়তা কেবল তার মজলিসের সঙ্গেই সংশ্লিষ্ট নয়, তার লেখনীও 
এক্ষেত্রে তার সহযোগী ছিল । আকশেহরী তার সফরনামায় (ভ্রমণ কাহিনীতে) 
এই একই প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি লিখেছেন £ «১৮..| al, 
১১১৬১০ “তার কলম ও যবান পাশাপাশি হাত ধরাধরি করে চলে৷” 

তার সৌন্দর্য ও গুণাবলীর সাথে সাথে একজন এতিহাসিক ও সমালোচকের 
পক্ষে একথা প্রকাশ করাও আবশ্যক, তার কিতাবাদি ও আলোচনায় অস্থিরতা ও 
বিশৃংখলা, এক বিষয়বস্তু থেকে অন্য বিষয়বস্তুর দিকে প্রত্যাগমন, সামান্য 
সম্পর্কের রেশ ধরে অপর কোন আলোচনার সূত্রপাত এবং উক্ত আলোচনা দীর্ঘ 
করার আধিক্য লক্ষ্য করা যায় যা তার কিতাবাদি অধ্যয়নকারীর পক্ষে (বিশেষত 
তার রচনা পদ্ধতি তথা লেখার ধরন ও কথা বলার বিশেষ ভঙ্গীর সঙ্গে যিনি 
অভ্যস্ত নন) কঠিন পরীক্ষা ও অসুবিধার কারণ হয়ে দেখা দেয় । এর প্রধান কারণ 
তার মেধার তীক্ষতা, প্রতিভার প্রাচুর্য, জ্ঞানের ব্যাপ্তি ও তার স্বভাবজাত 
আবেগ-উদ্দীপনা । মনে হয় তার মেধা ও লেখনী আলোচনা করবার সময় একটি 
কেন্দ্রবিন্দুর ওপর স্থির নিবদ্ধ হতে পারে না; নিত্য-নতুন বিষয়বস্তুর আগমন ও 
বহির্গমন এত প্রবলভাবে ও দ্রুততার সাথে ঘটতে থাকে যে, তিনি নির্ধারিত 
বৃত্তের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারেন না। আর এটাই ছিল তার দর্স-এর 
বৈশিষ্ট্য । তার শাগরিদ আবূ হাফ্‌স আল-বাযযার বলেন ঃ 


sll ele Di mod AEN 25৪ 
০১১১০1০৬৪০৩ ১১৮৪ ১৮৪১৩ ৮০৮13 lpi el 
(5 411) ৮০ ১১১ ১১৯] ১৮৮০ ১৮913 Sol SLL 
- A ১৯৬১ LS ৬৯৯০3 ১৮১৭) নীট 
ইবনে তায়মিয়া যখন দরস প্রদানের সূচনা করতেন তখন আল্লাহ তা'আলা 


তার ওপর ‘ইলম তথা জ্ঞানের গুপ্ত রহস্য, সৃক্ষ্মাতিসূক্ষ্ম তথ্য, জ্ঞানী-গুণীদের 
কথিত বাণী ও বর্ণনা, কুরআন পাকের আয়াত ও হাদীসে নববীর দ্বারা 


১. আল-কাওয়াকিব, পৃ. ১৫৫: 


www.almodina.com 


১৫২ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 


প্রমাণপঞ্জী, আরবী কবিতার সাক্ষ্য ও উপমা-উদাহরণের উৎসমুখ খুলে 
দিতেন । মনে হত, প্রবল বেগে পানি প্রবাহিত হচ্ছে এবং সমুদ্র প্রমত্ত বেগে 
আন্দোলিত হচ্ছে।৯ 


এই মেধার বহির্গমন ও স্থানান্তর, বিষয়বস্তুর প্রাচুর্য ও দলীল-প্রমাণ এবং 
বুদ্ধির প্রাখর্ষের কারণে তীর তার্কিক ও সমালোচকদেরকে বিতর্ক সভায় খুবই 
অসুবিধার সম্মুখীন হতে হত। তিনি তার আলোচনায় ও বিতর্কে এত বিস্তর 
মসলা-মাসাইলের সমাবেশ এবং এত বিভিন্নমুখী জ্ঞানের অনুপ্রবেশ ঘটাতেন যে, 
তার প্রতিপক্ষকে একটি স্থির কেন্দ্রবিন্দুর ওপর দাড়িয়ে আলোচনা করতে খুবই 
বেগ পেতে হত। এজন্যই সিরিয়া ও মিসরের “উলামায়ে কিরাম ও ফকীহগণ 
সাধারণ মজলিসে তার সঙ্গে আলোচনা ও বিতর্কে অবতরণ পরিহার করতে 
চাইতেন এবং অধিকাংশ সময় অক্ষমতা জ্ঞাপন করতেন । এই অসুবিধা সম্পর্কে 
তারই একজন সমসাময়িক মনীষী ও তার্কিক শায়খ সফী উদ্দীন আল-হিন্দী 
নিম্নোক্ত ভাষায় বর্ণনা দিয়েছেন £ 
৩০ 4৯০৪1 91 54)। sad ২1 42৮০০ ১৯০ 1১৮১ 
- AILS ৬11 ১৪ ০৮৫০০ 
ওহে ইবনে তায়মিয়া! তুমি এক ছোন্ট্র চিড়িয়া। তোমাকে ধরবার জন্য 
যখনই একদিকে হতে বাড়াই অমনি তুমি উড়ে গিয়ে অন্যত্র আশ্রয় নাও ।২ 
তার এই মেযাজী বৈশিষ্ট্য (যা কোন ঘাটতিজনিত নয়, বরং জ্ঞানের ক্ষেত্রে 
তার আধিক্য, পরিপূর্ণতা ও মেধার ক্ষেত্রে তার প্রাচ্ুর্যের কারণে) তার সকল 
রচনায় পাওয়া যায়। সত্যান্বেষণ যাদের জীবনের ব্রত তারা যদি ধৈর্য ও 
সাহসিকতার সঙ্গে কাজ করেন এবং এই অসুবিধা কাটিয়ে উঠতে চেষ্টা করেন 
তাহলে এই প্ৰমত্ত সমুদ্র থেকে বহু মূল্যবান মণিমুক্তা আহরণ করতে পারবেন। 


১. আল-কাওয়াকিব, পূ. ১৫৫। 
২. নুযহাতু'ল'-খাওয়াতির, ২য় খণ্ড, ১৪০ পৃ. তরজমা মুহাম্মদ বিন আবদুর রহীম আল-আরমাবী । 
(আশ-শায়েখ সফীউদ্দীন আল-হিন্দী) ৷ 


www.almodina.com 


চতুর্থ অধ্যায় 
বিরোধিতার কারণ এবং তার সমালোচক ও সমর্থক 


উপরিউক্ত অসাধারণ বিদ্যাবস্তা, বুদ্ধির পরিপকৃতা, স্বীকৃত নিষ্ঠা ও দীনদারীর 
সাথে একজন সুস্থ বুদ্ধিসম্পন্ন মানুষের মনে এই প্রশ্ন জাগে, তার সমসাময়িক ও 
শেষ যুগের কতক মনীষী পণ্তিত কেন এত কঠোরতার সঙ্গে তার বিরোধিতা 
করলেন এবং তার ব্যক্তিসত্তা তার যুগ থেকে নিয়ে বর্তমান কাল অবধি কেনই বা 
আলোচনা ও সমালোচনার বস্তু হয়ে রইল? এ ধরনের একজন সামগ্রিক 
কামালিয়াতের অধিকারী মানুষের শ্রেষ্ঠত্ব, মর্যাদা ও গ্রহণযোগ্যতার ব্যাপারে 
সকলে একমত হবেন, এটাই তো ছিল স্বাভাবিক। এ প্রশ্ন জাগা অত্যন্ত 
স্বাভাবিক ও সঙ্গত আর তাই মনে রাখতে হবে, বিরোধিতা আর মতভেদের মধ্যে 
দুস্তর ফারাক রয়েছে । মতভেদ জ্ঞানী-গুণী ও গবেষক পণ্ডিতদের অধিকার আর 
এই অধিকার তাদের থেকে ছিনিয়ে নেয়া যায় না। এখানে মতভেদ নয়, বরং 
বিরোধিতা পথভ্রষ্টতা ও কুফরীর পর্যায়ে উপনীত হয়েছে এবং আলোচনার বিষয় 
গুরুত্বের সঙ্গে এই প্রশ্নের জওয়াব দেয়া দরকার । 


১. প্রথমত, তার শ্রেষ্ঠত্ব ও মর্যাদার এটাই প্রমাণ, তার ব্যক্তিসত্তা সম্পর্কে 
শুরু থেকেই দু'টি পক্ষ সৃষ্টি হয়েছে এবং দু'পক্ষের ভেতর প্রতিদ্বন্দ্রিতামূলক 
সংঘর্ষ চলছে। ইতিহাসে যারাই বিশিষ্ট আসন লাভ করেছেন এবং যারাই 
অস্বাভাবিক ও অত্যাশ্চর্য কামালিয়াতের অধিকারী হয়েছেন তাদের সম্পর্কে 
হামেশাই এমনটি ঘটতে দেখা গেছে। এক দল তাদের ভক্তে পরিণত হয়েছে 
যারা তাদের প্রশংসায় পঞ্চমুখ হয়েছে এবং প্রশংসার ক্ষেত্রে বাড়াবাড়ির আশ্রয় 
নিয়েছে। অন্য দল তাদের বিরোধিতা ও সমালোচনায় কোমর বেঁধেছে এবং 
সেক্ষোত্রও তারা বাড়াবাড়ির চূড়ান্ত করে ছেড়েছে । আজীমুশ্বান ও অস্বাভাবিক 
ব্যক্তিত্বদের সম্পর্কে ইতিহাসের এটি এক ধারাবাহিক ও পর্যায়ক্রমিক অভিজ্ঞতা 
যে, ইতিহস দর্শন ও মনস্তত্ববিদ্যার কতক অধ্যাপক ও “শ্রেষ্ঠত্ব ও ক্ষণজন্মা 
প্রতিভা"-র পর্যবেক্ষক একে স্বাভাবিক নিয়ম হিসাবে অভিহিত করেছেন । 


www.almodina.com 


১৫৪ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 


২. ইবনে তায়মিয়া (র)-র ব্যক্তিসত্তার মাঝে তার সমসাময়িকদের জন্য 
সর্বাপেক্ষা বড় পরীক্ষা ছিল, তিনি তার যুগের ও সেই পরিবেশের সাধারণ মেধা 
ও জ্ঞানগত মানের তুলনায় উন্নততর ছিলেন। আর স্বীয় যুগের. সাধারণ মানের 
তুলনায় উচ্চতর স্থান আল্লাহ্র এক অপূর্ব নেয়ামত এবং একটি ঈর্ধাযোগ্য 
কামালিয়াত। আর এই কামালিয়াতের অধিকারী ব্যক্তিকে তার এই 
কামালিয়াতের জন্য বিরাট মূল্য দিতে হয়। তাকে তার সমকালীন লোকদের পক্ষ 
থেকে অব্যাহত পরীক্ষার মাঝে কাটাতে হয় এবং সমকালীন ব্যক্তিবর্গও জীবনভর 
তার থেকে উদ্ভূত এক ধরনের মুসীবত ও সংকটে নিপতিত থাকেন। তারা তার 
চিন্তার সজীবতা, সমুন্নত দৃষ্টি ও ইজতিহাদী শক্তির সঙ্গী হতে পারেন না এবং 
তারা তার হিমালয়সম জ্ঞান ও চিন্তাধারা পর্যন্ত পৌছুতে ব্যর্থ হন। অপর দিকে 
তিনিও তাদের নির্ধারিত ও সীমাবদ্ধ পরিভাষা এবং প্রাতিষ্ঠানিক জ্ঞানের গন্তীর 
মধ্যে আবদ্ধ থাকতে পারেন না। তিনি জ্ঞান ও বিচক্ষণতার মুক্ত নীলিমায় এবং 
কুরআন ও হাদীসের সমুন্নত ও বিস্তৃত পরিসরে অবাধে বিচরণ করেন। তার 
জ্ঞানের অবতরণ ক্ষেত্র হয় প্রথম যুগের এবং প্রথিতযশা শিক্ষকদের রেখে যাওয়া 
পুঁথি-পুস্তক ও এর অনুধাবন কর্ম। সুস্পষ্ট জ্ঞান-বিজ্ঞান ও বহুবিধ শাস্ত্রের 
মুজতাহিদ ও মুজাদ্দিদ হয়ে থাকেন তার মত ব্যক্তিগণ । মোটকথা, উপলব্ধি ও 
ধারণ ক্ষমতার এই পার্থক্য তার ও তার সমসাময়িক ব্যক্তিদের মাঝে এমন এক 
দ্বন্দের সূত্রপাত ঘটায় যার আর নিরসন হয় না। আর এ কখনো তার 
সমসাময়িকদের তৃপ্ত করতে পারে না। প্রতিটি যুগের কামালিয়াতের অধিকারী ও 
শাস্ত্রের মুজতাহিদ “উলামায়ে কিরাম এ বিষয়ে অভিযোগ করেছেন, তাদের 
গবেষণা ও জ্ঞান-বিজ্ঞান তাদের যুগের জ্ঞানগত ও পাঠক্রমের মান থেকে 
উন্নততর পর্যায়ের এবং “আলিমদের ধরা-ছোয়ার বাইরে যাদের চিন্তার দৌড় 
পুথিগত বিদ্যার বেশী নয়। আর এটাই "আলিম-উলামা ও জ্ঞানী ব্যক্তিবর্গের 
বিরোধিতার কারণ । 

৩. বিরোধীদের একটি দল এজন্যই তার বিরোধী ছিল যে, তিনি তার 
অসাধারণ জ্ঞান, মেধা, আপন ব্যক্তিত্বের চিত্তাকর্ষক ক্ষমতা ও বুলন্দীর কারণে 
আম-খাস নির্বিশেষে সকলের ভেতর জনপ্রিয় এবং হুকুমতের কর্মকর্তা ও 
কর্মচারীদের ভেতর প্রভাব ফেলে চলেছিলেন। তার জ্ঞান ও বক্তৃতার সামনে অন্য 
কারুর প্রদীপই আর জুলছিল না। তিনি যেখানেই থাকেন সকলের ওপর ছেয়ে 
যান। দরস প্রদান করলে দরস-এর অপরাপর মাহফিলগুলো নিষ্প্রভ ও রওনকহীন 
হয়ে পড়ে । তাকরীর করলে জ্ঞান-সমুদ্র উপচে পড়ে । আল্লামা যাহবী নিম্নোক্ত 
অর্থপূর্ণ কথার ভেতর দিয়ে তার মানসিক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ঃ 
UML LY ০০ ১১৪ ১৯৮ ১১ ৪১৬ Sl 


il sad 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ১৫৫ 


মনে হয় যেন তিনি সমুদ্র থেকে পানি ভরছেন আর অপরাপর “উলামায়ে 

কিরাম নদী-নালা কিংবা ছোটখাটো খাল-বিল থেকে পানি নিচ্ছেন 

(আল-কাওয়াকিবুদ্ুর্রিয়া, ১৪৫ পৃ.)। 

প্রতি যুগের 'আলিম-“উলামা আর যা-ই হোন, মানুষ ছিলেন এবং মানবীয় 
মন-মস্তিষ্ক ও মানবীয় অনুভূতি তাদেরও ছিল। এজন্য এই হীনমন্যতাবোধ এবং 
মানবীয় প্রকৃতির এই প্রাচীন দুর্বলতা ও কমযোরী, যার হাত থেকে বেঁচে থাকা 
কঠিনও বটে, যদি তাদের বিরোধিতার কারণ হয়ে থাকে তাহলে তাতে বিস্ময়ের 
কিছু নেই। ইমাম আবূ হানীফা (র)-র সঙ্গে তীব্র মতানৈক্য ও ঈর্ষা পোষণের 
কারণ সম্পর্কে আলোচনা করতে গিয়ে নিম্নোক্ত যে কবিতাটি এতিহাসিকগণ 
উদ্ধৃত করেছেন সকল যুগের ক্ষেত্রেই তা প্রযোজ্য ঃ 

- ৯৯৩ 44] 51551 wll xs [Hs ১15) 1 13-৯ 

৪. শায়খুল ইসলাম-এর মেযাজী বৈশিষ্ট্যও সমকালীন বহু লোককে তার 
বিরোধিতায় অবতীর্ণ হতে সাহায্য করেছিল যা সাধারণত সেই সব ক্ষণজন্মা 
পুরুষের মাঝে দেখতে পাওয়া যায় যারা অসাধারণ রকমের প্রতিভাবান, বিস্তৃত 
দৃষ্টিসম্পন্ন, যাদের জানাশোনার পরিধি অত্যন্ত ব্যাপক অর্থাৎ স্বভাবের উগ্রতা ও 
অনুভূতির তীক্ষতা যা কতক মুহূর্তে তাদেরকে তাদের কোন কোন প্রতিপক্ষের 
কঠোর সমালোচনা এবং তাদের (প্রতিপক্ষের) মূর্খতা, স্থুলবুদ্ধি ও স্বল্প বিদ্যা 
প্রকাশে উদ্বুদ্ধ করত, তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তার মুখ দিয়ে এমন সব 
কথা বের হত যার ফলে তীর সমসাময়িক জ্ঞানীমহল এবং তাদের ভক্ত-অনুরক্ত 
ও ছাত্রদের অন্তর-মানস আহত হত, হত হেনস্থ। এতে তাদের অন্তরে স্থায়ীভাবে 
ঘৃণা ও বিদ্বেষের বীজ রোপিত হয় যা জ্ঞানগত ও ফিকহী পরিভাষা, কুফর ও 
গোমরাহীর ফতওয়া এবং অব্যাহত বিরোধিতা ও রেষারেষির আকারে প্রকাশ 
পেত । ...শায়খুল ইসলামের সমসাময়িক লোকেরা, তার বন্ধু-বান্ধব ও 
জীবনীকারগণ তার ফযীলত ও মর্যাদা, মানাকিব (প্রশংসা) ও অবস্থা বয়ান 
করতে গিয়ে এই ' মেযাজী অবস্থা' যা অনেকখানি তার যিন্দেগীর অবস্থা, 
চিন্তাগত ও “ইলমী কামালিয়াতের ফল ছিল, উপেক্ষা করেন নি। "আল্লামা 
যাহবী, যিনি তার 'ইল্মী ও দীনী কামালিয়াতে খুবই প্রভাবিত ছিলেন, এক স্থানে 
লিখছেন £ 


Utrera ais sd ভা ১১০৯ ০০ 
৯১০ ০৮৪ € ৮১৯ LAS ৩৮ 1১ ১৬1১ ০০৩৬১) ভোঁঞ 53145 


www.almodina.com 


১৫৬ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 

আলোচনা ও তর্ক-বিতর্ককালে কখনো কখনো তার মেযাজ উগ্র হয়ে যায় 
এবং স্বীয় প্রতিপক্ষ আলোচকের ওপর এমনভাবে তিনি আঘাত হানেন যে, 
এর ফলে তার মনে শত্রুতার বীজ উপ্ত হয়। যদি এমনটি না হতো তাহলে 
তার মহামর্যাদা ও কামালিয়াতে কেউ দ্বিমত পোষণ করতেন না, সবাই 
একমত হতেন। কেননা তার সমসাময়িক খ্যাতিমান পণ্ডিত ও শ্রেষ্ঠতম 
“আলিম-“উলামা সকলেই তার ‘ইল্‌ম ও যোগ্যতার সামনে মস্তকাবনত এবং 
তারা পরিষ্কার ও সাফ সাফ স্বীকার করেছেন যে, তিনি (ইবনে তায়মিয়া) 
এক কুল-কিনারাহীন সমুদ্র এবং এমন এক জ্ঞানভাগ্তার যার কোন নজীর 
নেই। 


তার যিন্দেগীতে এমন কতিপয় ঘটনার সাক্ষাৎ মেলে যে, কোন কোন 
“ইলমী কিংবা দীনী (ধর্মীয়) মসলার ক্ষেত্রে স্বীয় সমসাময়িকদের স্বল্প বুদ্ধি 
অথবা তাদের অধ্যয়ন ও দৃষ্টিভঙ্গির সংক্ষিপ্ততা তিনি বরদাশৃত করতে পারেন নি 
এবং প্রকাশ্যে ও খোলাখুলি তা তিনি প্রকাশ করে দিয়েছেন। আর এই প্রকাশের 
কারণে তার সমসাময়িক সেই সব জ্ঞানী-গুণী বন্ধুরা স্থায়ী প্রতিদ্বন্দ্বী ও শক্রতে 
পরিণত হয়ে গেছেন। অনন্তর যিয়ারতের মসলার ব্যাপারে তকী ইবন 
আল-আখনাঈ মালিকী তার অভিমত প্রত্যাখ্যান করেন । এ সম্পর্কে লিখিত তার 
পুস্তিকা পাঠ করবার পর ইবনে তায়মিয়া (র) তার জওয়াব লেখেন । এতে তিনি 
তকী মালিকীর স্বল্প বিদ্যা ও জানাশোনার ক্ষেত্রে স্বল্পতার অভিযোগ আনেন এবং 
বলেন, এই মসলার ব্যাপারে তার লেখার যোগ্যতা নেই। তার এই মতামত 

মালিকীর আত্মমর্ধাদাবোধে আঘাত করে ও তাকে কঠিন পরীক্ষার মাঝে 
নিক্ষেপ করে এবং মর্মপীড়ার কারণ হয়। তার কোন কোন জীবনীকারের ধারণা, 
তার সর্বশেষ নজরবন্দী, বন্দী জীবনের দীর্ঘসূত্রিতা এবং শেষাবধি তার লেখার 
উপকরণ (কাগজ, কালি, কলম ইত্যাদি) ছিনিয়ে নেবার পেছনে এই মন্তব্য 
প্রকাশই দায়ী ।১ 

ঠিক তেমনি আবু হায়্যান মুফাসসির যাকে তার যুগে আরবী ব্যাকরণশাস্ত্রে 
ইমাম মনে করা হত, ইবনে তায়মিয়া (র)-র খেদমতে দীন ভক্ত বেশে হাযির 
নিবি রাযি টি যাতায়ত সত রদ 

- ১১৩ ৭1৮5 ১১৪ 4111 ৮1161) ৮4 2০৪5]। LUI 

তকীয়্যুদ্দীন (ইবনে তায়মিয়া) যখন আমাদের কাছে এলেন তখন আমরা 

এমন এক আল্লাহ্‌র দাঈকে দেখতে পেলাম যিনি স্বীয় বৈশিষ্ট্যে একক এবং 

যার সমকক্ষ কেউ নেই। 


১. আল-বিদায়া ওয়া'ন-নিহায়া, ১৪ খণ্ড, ১৩৪ পূ. ৷ 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ১৫৭ 


উক্ত কাসীদার একটি স্তবক এরূপ $ 
০৮5৪ ১। ৮১১1 1১৬ ৬১০ LEA ৬৪ ৬০৯ ৩৮৪৪ 
নিন ০.৩ 
ওহে! সেই ব্যক্তি যিনি পুঁথি-পুস্তকে লিখিত জ্ঞানের কথা আলোচনা 
করতেন। মন দিয়ে শুনুন, ইনিই সেই ইমাম, বহু কাল ধরে যার অপেক্ষা 
করা হচ্ছিল। 


আলাপ-আলোচনা কালে এক পর্যায়ে আরবী ব্যাকরণশাস্ত্রের কোন সমস্যা 
নিয়ে কথাবার্তা আরম্ভ হয় । আবু হায়্যান তার বক্তব্যের সমর্থনে সীবাওয়ায়হ-এর 
উদ্ধৃতি দেন। তার প্রত্যাশা ছিল ইবনে তায়মিয়া (র) সীবাওয়ায়হ-এর নাম 
শুনতেই নিশ্চুপ মেরে যাবেন এবং তীর যুক্তির সামনে মস্তক নুইয়ে দেবেন । কিন্তু 
তার প্রত্যাশার বিপরীতে জওয়াব মিলল £ সীবাওয়ায়হ আরবী ব্যাকরণশাস্ত্রের 
এমন কোন নিষ্পাপ নবী তো নন যে, তার কোন ভুল হতে পারে না এবং তিনি 
এ বিষয়ে চূড়ান্ত কথা বলে গেছেন। তিনি তার 'আল-কিতাব' নামক গ্রন্থে ৮০টি 
জায়গায় ভুল করেছেন যা তুমি বুঝতেও পারবে না। একথা শুনে আবু হায়্যান 
ইবনে তায়মিয়া (র)-র প্রতি এত বেশী ক্ষেপে যান যে, তিনি উক্ত কাসীদা তার 
“দীওয়ান' থেকে বাদ দিয়ে দেন। এরপর তিনি তার ভক্তই থাকেন নি তাই নয়, 
বরং চিরদিনের জন্য তার বিরোধী ও সমালোচকে পরিণত হন। 


৫. বিরোধিতার একটি কারণ তার কোন কোন গবেষণা, পর্যালোচনা ও 
কতক বিষয়কে অপর কতক বিষয়ের ওপর অগ্রাধিকার প্রদান, যেসব ক্ষেত্রে তিনি 
শুধু একক ও স্বতন্ত্র ভূমিকাই পালন করেন নি, বরং মশহুর মযহাব ও ইমাম 
চতুষ্টয়ের প্রদত্ত অভিমত ও ব্যাখ্যা থেকে স্বতন্ত্র অভিমত ও ব্যাখ্যা দিয়েছেন। যে 
সমস্ত লোকের ফিক্হ্শান্ত্র ও তার বিপরীতের ইতিহাস, আইনম্মায়ে মুজতাহিদীনের 
কথিত উক্তি ও মসলা-মাসাইলের ওপর ব্যাপক দৃষ্টি রয়েছে তাদের জন্য তো 
এই একক ভূমিকা কোন আতংকের বস্তু এবং ইবনে তায়মিয়া (র)-র ফযীলত ও 
কামালিয়াত অস্বীকার করবার হেতু নয়। তারা জানেন, যদি মশহুর ইমামগণের 
ও আল্লাহ্‌র প্রিয় আওলিয়ায়ে কিরামের একক ভূমিকা ও মসলা-মাসাইল একত্র 
করা যায় তাহলে একক ক্ষেত্রসমূহ খুবই হালকা ও মামুলী দৃষ্টিগোচর হবে ও সে 
সমস্ত লোকের শুভ ধারণা যারা এই একক ভূমিকাকে মকবুল ও সত্য হবার 
পরিপন্থী মনে করেন এবং একক ও স্বতন্ত্র ভূমিকা পালনকারীর শ্রেষ্ঠত্ব, মর্যাদা ও 
বিলায়েতের ছৃন্য তার কোন উক্তি, অভিমত ও গবেষণাই প্রখ্যাত কোন গবেষণার 
বিরোধী হবে না বলে শর্ত আরোপ করেন তারা অসুবিধার মাঝে পড়ে যাবেন । 
স্বয়ং শায়খ মুহয়ি উদ্দীন ইবন 'আরাবী, যার মর্যাদা ও বিলায়াতের স্বীকৃতি 


www.almodina.com 


১৫৮ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 


দিয়েছেন বিরাট সংখ্যক লোক, তিনিও এমন বহু ফিকহ ও কালামশাস্ত্রীয় 
ব্যাখ্যা-বিশ্রেষণের ক্ষেত্রে একক ভূমিকা নিয়েছেন এবং তার এই ব্যাখ্যা প্রদানের 
পূর্বে অনুরূপ ব্যাখ্যা কিংবা অভিমত আর কেউ দেন নি। তার এই একক ভূমিকা 
সেই যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত সুন্নাহর 'আলিমগণের ভেতর আলোচনা- 
সমালোচনার বিষয় হয়ে রয়েছে।৯ 


কিন্তু যে সকল লোকের দৃষ্টি 'বিরোধীয়' বিষয়বস্তুর প্রতি তেমন গভীর ও 
ব্যাপক নয় অথবা যারা “উলামায়ে মুতাকাদ্দিমীন (ইসলামের আদি যুগের 
“উলামা ও বিদ্বানমণ্ডলী)-এর অনুকূলে একক সিদ্ধান্ত ও ভূমিকা গ্রহণের অনুমতি 
দিতে পারেন, কিন্তু কামালিয়াতের অধিকারী ও সুক্ষ্সদশী সমকালীন কোন 
মনীষীর পক্ষে তার সুযোগ নেই, তাদের জন্য এই একক ভূমিকাও বিরোধিতার 
কারণ, বিভ্রান্ত "আকীদা, গোমরাহী ও ইজমা'র অনিষ্টকারিতার পক্ষে দলীলে 
পরিণত হয়েছে। এই ক্ষেত্রে হাদীসশান্ত্রে মুমিনদের আমীর হাফিজ ইবনে হাজার 
'আসকালানীর এই উক্তি (যা ওপরে উক্ত হয়েছে) অত্যন্ত ভারসাম্যপূর্ণ, যথাযথ 
ও সর্বপ্রকার বাড়াবাড়ি ও অতিশয়োক্তি থেকে মুক্ত ৷ 

তিনি বলেন ঃ 
ales 4০ ১৬১০০ MSY ৯3 লিও আশি ৬৯৮৪ 

এ 
যে সমস্ত মসলায় নিজস্ব ইজতিহাদ দ্বারা সঠিক সিদ্ধান্তে পৌছুতে তিনি 
সমর্থ হয়েছেন আর সংখ্যার দিক দিয়ে যেগুলো অধিক, সেগুলো থেকে 
আমাদেরকে ফায়দা নিতে হবে এবং এজন্য তার অনুকূলে আমাদের দু'আ 
করতে হবে । আর যে সমস্ত মসলার ক্ষেত্রে তিনি ইজতিহাদী ভুলের শিকার 


হয়েছেন সেক্ষেত্রে তাকে অনুসরণ করা যাবে না। এ ক্ষেত্রে তাকে মা'যূর 
বিবেচনা করতে হবে। 


৬. তার বিরোধিতার একটি শক্তিশালী কারণ হল, তারা (বিরোধীরা) সেই 
বাকভঙ্গী, (আল্লাহ্র) গুণাবলী ও রূপক বিষয়াবলী (মুতাশাবিহাত)-এর ব্যাখ্যার 
সেই তরীকা বা পন্থার বিরোধিতা করেছেন যা “আশ'“আরী ‘আকীদা’ বরং আহলে 
সুন্নাত ওয়া'ল-জামা'আতের ‘আকীদা নামে কথিত ছিল এবং এই “আকীদা থেকে 
বিচ্যুতিকে হয় অজ্ঞতা ও মূর্খতা, নয়তো আহলে সুন্নত ওয়াল-জামা*আতের 
বিরোধিতা হিসাবে অভিহিত করা হত । পূর্বেই বিস্তারিতভাবে বলা হয়েছে, ইমাম 
ইবনে তায়মিয়া (র) পূর্ণ শক্তিতে ও পরিপূর্ণ সাহসিকতার সঙ্গে এর সাথে দ্বিমত 


১. আল্লামা নু'মান আল-জালাউ'ল'-আয়নায়ন নামক গ্রন্থে একক অভিমতগুলো একত্র করেছেন । 
দ্র. উক্ত গ্রন্থের ৪৩ পৃ. । 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ১৫৯ 
পোষণ করেন এবং (আল্লাহ্র) গুণাবলী সম্পর্কে সাহাবা-ই কিরাম, তাবি'ঈন, 
আইম্মায়ে মুজতাহিদীন, মুতাকাল্লিমীন ও মুতাকাদ্দিমীন, ইমাম আবুল হাসান 
আশ“আরী, কাষী আবূ বকর আল-বাকিল্লানী ও ইমামু'ল-হারামায়ন পর্যন্ত তাদের 
মত ও পথ তাদেরই কথিত উক্তি ও রচনাসমূহ থেকে বর্ণনা করেন। তাদের 
লিখিত কিতাবাদি থেকে উদ্ধৃতি দিয়ে প্রমাণ করেন, উল্লিখিত সকল মহাত্মাই 
এই সব সিফাত বা গুণের উপর ঈমান আনা অপরিহার্য ভাবতেন, সে সবের সেই 
হাকীকত মানেন যা আল্লাহ তাআলার শান তথা মর্যাদা মুতাবিক «1» ১৩ ১] 
৮১ অর্থাৎ তার (স্রষ্টার) অনুরূপ কোন বস্তুই নয়, এর উপযুক্ত এবং তাশ্বীহ+ 
ও তাজসীম২ অধিকন্তু নফী* ও তা‘তীল* থেকে মুক্ত ও পবিত্র । তিনি দাবী করে 
বলেন, এর বিপরীত একটি শব্দও সাহাবা-ই কিরাম, তাবি'ঈন ও সলফে 
সালিহীন থেকে প্রমাণিত নয়। 


সে সময় গোটা মুসলিম বিশ্বের ওপর আশ'আরী “আকীদা-বিশ্বাসী 
“উলামায়ে কিরাম ও মুতাকাল্লিমদের প্রভাব ছিল । ইমাম ইবনে তায়মিয়া (র)-র 
এই মতানৈক্য যা নির্ভেজাল 'ইল্মী তথা তত্ত্বগত বুনিয়াদের ওপর ছিল, একটি 
বিদ'আত এবং ৬-০১। 4.৬ ১১১ ১ অর্থাৎ মুমিনদের নয় এমন পথের 
অনুসরণের সমার্থক মনে করা হয় এবং তার ওপর তাজসীম-এর অপবাদ 
আরোপ করা হয়। সে সময় যেহেতু (আল্লাহ্‌র গুণাবলীর) তা*বীল তথা জটিল 
ব্যাখ্যার ওপরই জোর দেওয়া হচ্ছিল বিধায় তার সমস্ত লেখনী শক্তি এরই 
মুকাবিলায় ব্যয়িত হয়। তা'বীল-এর প্রত্যাখ্যানে তার এই অনমনীয় ভূমিকার 
ফলে লোকে তার ওপর “তাজসীম' (আল্লাহ অবয়ববিশিষ্ট-এই মতবাদ) বিশ্বাসী 
বলে সন্দেহ করে। এ ব্যাপারে এত দূর বাড়াবাড়ি করা হয় যে, তার ওপর এমন 
সব বর্ণনার সম্পর্ক আরোপ করা হয় যদ্বারা পরিষ্কার প্রমাণিত হয়, তিনি 
মুজাস্সামা ফির্কার (আল্লাহ অবয়বশিষ্টি এই মতে বিশ্বাসী দল) লোক । 
উদাহরণস্বরূপ বলা হয়, তিনি দামিশূকের উমায়্যা মসজিদে খুতবা দিচ্ছিলেন। 
তিনি মিম্বরের এক ধাপ থেকে আরেক ধাপে পা রাখলেন এবং বললেন, যেভাব 
আমি ওপরের ধাপ থেকে নীচের ধাপে নেমে এলাম, ঠিক তেমনি আল্লাহ পাক 
(“আরশ-মুআল্লা থেকে যমীনের নিকটতম আসমানে) নেমে আসেন ।৫ ইমাম 


১. স্রষ্টার সঙ্গে কোন কিছুর উপমা দেওয়া ও সাদৃশ্য প্রতিপাদন । 
২. আল্লাহ দেহধারী হওয়া। 
৩. আল্লাহ্‌র সমস্ত গুণকে অস্বীকৃতি জ্ঞাপন । 
8. স্রষ্টার সিফতকে অবকাশ দেওয়া কিংবা স্রষ্টাকে সমস্ত গুণ থেকে মুক্ত ভাবা । -(অনুবাদক) 
৫. এই বর্ণনা প্রখ্যাত পর্যটক ইবনে বতৃতা চাক্ষুষ ঘটনা হিসাবে তার সফরনামায় লিপিবদ্ধ 
করেছেন । বর্তমান লেখক সিরিয়ার 'আল্লামা শায়খ বাহজাতু 'ল-বায়তার-এর সাথে বিষয়টি 
(পরবর্তী পৃষ্ঠায় দেখুন) 


www.almodina.com 


১৬০ শায়খুল ইসলাম হাফিজ ইবৃন তায়মিয়া (র.) 

ইবনে তায়মিয়া (র) ও তীর ছাত্রবৃন্দ অত্যন্ত সজোরে এই অপবাদ প্রত্যাখ্যান 
করেছেন এবং বারবার বলেছেন, তিনি যেমন “তা“তীল' মতবাদ স্বীকার করেন না 
ঠিক তেমনি “তাজসীম'-এরও দুশমন । এরপরও তিনি তা'বীল বা জটিল ব্যাখ্যার 
বিরুদ্ধে যেভাবে প্রয়োজনাতিরিক্ত জোরের সাথে লিখেছেন এবং বলেছেন তাকেও 
বিরোধী পক্ষ 'তাজসীম'-এর প্রমাণ হিসাবে পেশ করেছেন। বহু উলামা ও 
তাদের অনুসারীদের ইমাম ইবনে তায়মিয়া (র)-র বিরোধিতা করবার পেছনে 
এটিও ছিল একটি শক্তিশালী কারণ। আর প্রকৃত সত্য হল, তা'বীল ও 
তাজসীমের মাঝের এই পথ এতই বন্ধুর ও নাযুক যে, তা সবার আয়ত্তে আসা 
মুশকিল। অতঃপর হাম্বলী মযহাবের অনুসারী ও তা'বীল অস্বীকারকারীদের 
ভেতরকার কতিপয় লোক যখন “তাজসীম'-এর সীমারেখায় প্রবেশ করল ইমাম 
ইবনে তায়মিয়া (র)-র ওপর “তাজসীম'-এর অপবাদ আরোপ তখন আর 
অস্বাভাবিক কিংবা কষ্ট-কল্পনা থাকল না। যদিও প্রকৃত ঘটনা হল, তিনি এই 
অপবাদ থেকে সম্পূর্ণ মুক্ত ছিলেন । 

৭. বিরোধিতার আরও একটি কারণ শায়খ-এ আকবর শায়খ মুহ্য়ি উদ্দীন 
ইবনে “আরাবীর বিরোধিতা । অনেক লোকের নিকট, বিশেষত যারা তাসাওউফের 
প্রতি ছিলেন অনুরক্ত, ইবনে তায়মিয়া (র)-র এ ছিল অমার্জনীয় অপরাধ । আর 
এ অপরাধই তার সমস্ত যোগ্যতা ও অনুগম সৌন্দর্য ধুলোয় মিশিয়ে দিয়েছে, 
যেহেতু তিনি ইবনে 'আরাবীর মশহুর অভিমত ও গবেষণালব্‌ ব্যাখ্যা-বিশ্লেষণ ও 
তার ওয়াহ্দাতু'ল-ওয়াজুদ মতবাদ সবলে প্রত্যাখ্যান করেছেন এবং তিনি ছিলেন 
তার বিরোধীদের একজন । 

এক্ষেত্রে আমাদের পথ মত ও অভিরুচি ঠিক তাই যা ইমাম রব্বানী 
মুজাদ্দিদ আলফে ছানী হযরত শায়খ সরহিন্দী (র) স্বীয় মকতুবাত-এ লিপিবদ্ধ 
করেছেন। 

৬৮১ ১ LN ial ০৪৭এ। E> El Ly আলী 
১1১৮০৮১১৮৮৯ nla slesle ১১513 55 
- ১১১৮ 7৯৪ 
(পূর্ব পৃষ্ঠার পর) নিয়ে আলোচনা করলে তিনি বলেন, এঁতিহাসিক দৃষ্টিতে বর্ণনাটি একেবারেই 
ভিত্তিহীন ৷ স্বয়ং ইবনে বতৃতাই উল্লেখ করেছেন, তিনি ৭২৬ হিজরীতে রমযান মাসে 


দামিশকে এসেছেন । আর এটা স্বতরীসদ্ধ, শায়খুল-ইসলাম ৭২৬ হিজরীর শাবান মাসেই 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ১৬১ 
আশ্চর্য কারবার! শায়খ মুহয়ি উদ্দীনকে মকবুল বান্দাদের ভেতর দৃষ্টিগোচর 
হচ্ছে, কিন্তু তার অধিকাংশ “ইল্মই-যা আহলে হক তথা সত্যপস্থীদের পথ 
ও মতের বিরোধী, ভুল ও বেঠিক মনে হয় ।১ 


একই পত্রে সামনে অগ্রসর হয়ে তিনি বলেন ঃ 
০০১১০] ০১৮০৪। lis Siw JA Pre! 4৫31 ৭4৩ ৪১৮৯ Sl 
০১4১ 45 mS ১৩০1১ 01 ১৪৪ 4১০৮১৮০০১৯৯ ০৮১৩১ le)! 

- Sixes Lb Sl ৯৯৫ 

তার অধিকাংশ কাশ্ফ জ্ঞান যা আহলে সুন্নত ওয়া'ল- জামা'আতের 

'ইল্ম-এর সঙ্গে ভিন্ন মত পোষণ করে, বিশুদ্ধ নয়। তার অনুসরণ একমাত্র 

তারাই করবে যার অন্তর মানস (দিল্) অসুস্থ অথবা যে অন্ধ মুকাল্লিদ (ভক্ত 

অনুসারী)। 

কিন্তু শায়খুল ইসলাম ইবনে তায়মিয়া (র)-র প্রত্যাখ্যান ও মতভেদের 
সম্পর্ক যতটা সেক্ষেত্রে তিনি একা নন । জালাউ'ল-'আয়নায়ন প্রণেতা সে সকল 
লোকের তালিকা প্রদান করেছেন যারা এ সব মসলার ক্ষেত্রে ‘ইবনে তায়মিয়া 
(র)-র সঙ্গে একমত্য পোষণ করেছেন । তাদের কেউ কেউ এসব বিষয়ে পুস্তিকা 
পর্যন্ত রচনা করেছেন। এই তালিকায় “আল্লামা সাখাবী, "আল্লামা সা'দুদ্দীন 
মুফাস্সির, শায়খু'ল-ইসলাম “ইয্যু'দ-দীন ইব্‌নে 'আবদুস সালাম, হাফিজ আবূ 
যুর'আ, শায়খুল ইসলাম সিরাজুদ্দীন আল-বুলুক্ীনীর মত খ্যাতনামা 'আলিম- 
উলামা" ও আইম্মায়ে কিরাম দৃষ্টিগোচর হন। 

অতঃপর শায়খুল ইসলাম ইবনে তায়মিয়া (র)-র বিরোধিতা শায়খ 
আকবরের সঙ্গে ব্যক্তিগত ও আবেগ-উত্তেজিত নয়, এ বিরোধিতা ধর্মীয় 
মর্যাদাোবোধ ও শর'ঈ গায়রতের ওপর প্রতিষ্ঠিত এবং পূর্ববর্তী ও পরবর্তী সকল 
যুগেই এর অসংখ্য নজীর মিলবে । আত্মমর্যাদাবোধে উদ্দীপ্ত ব্যক্তিবর্গ ও 
শরীয়তের মুহাফিজগণ যখনই কারোর এমন কোন উক্তি দেখতে পেযেছেন যা 
সুন্নত ও শরীয়তের ‘নস’ ও এর পর্যায় ক্রমিক অকাট্য ‘আকাইদের খেলাফ, যদিও 
হাকীকতে তা না হয়, কিন্তু মানুষ তার দৃষ্টি, দূরদর্শিতা ও উপলব্ধি শক্তির 
কারণেই শরীয়তী বিধানের অধীন, সূক্ষ্ম ও অদৃশ্য জগতের জ্ঞান একমাত্র 
আল্লাহর, অমনি তারা সেই উক্তি প্রত্যাখ্যান করেছেন এবং যার মুখ দিয়েই 
এমনতরো উক্তি প্রকাশিত হয়েছে তার মর্যাদা ও খ্যাতি যত উচ্চ মার্গেরই হোক 


১. জালাউ'ল-'আয়নায়ন, ৪৩-৪ পু. ৷ 
সাধক (২য়)-১৯ 


www.almodina.com 


১৬২ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 

না কেন এবং বিলায়াত ও মকবুলিয়াতের যত ব্যাপ্তিই ঘটুক না কেন, তার উক্তি 
প্রত্যাখ্যান করা থেকে তাদেরকে বিরত রাখতে পারে নি। আর তা এজন্য যে, 
তাদের নিকট শরীয়তের সম্মান ও মকামে নবৃওতের মর্যাদা সকল প্রকার সম্মান 
ও মর্যাদার উর্ধ্বে ও অগ্রগণ্য ছিল। স্বয়ং হযরত মুজাদ্দিদ আলফে-ছানী (র) 
এমনতরো ক্ষেত্রে তার ফারূকী রক্তের (উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত) জোশ ও ধর্মীয় 
মর্যাদাবোধের চিৎকার দাবিয়ে রাখতে পারেন নি এবং সবলে এ জাতীয় উক্তি 
প্রত্যাখ্যান করেছেন । কেউ তাকে লিখেছিল, শায়খ “আবদুল কবীর য়ামীনী এ 
মত পোষণ করেন, আল্লাহ “আলিমু*ল-গায়েব নন অর্থাৎ তিনি অদৃশ্যের খবর 
জানেন না। এতে তিনি তাকে লেখেন ঃ 


মখদূমী! অধমের এ জাতীয় কথা শোনার মত আদৌ ধৈর্য নেই। এ ধরনের 
কথা শোনামাত্র আমার প্রতিটি শিরা-উপশিরায় প্রবাহিত ফারূকী রক্ত? সচল 
হয়ে ওঠে এবং এ জাতীয় কথার অন্যতর ব্যাখ্যা-বিশ্লেষণেরও অবকাশ দেয় 
নাচ তা এ ধরনের কথা শায়খ কবীর য়ামীনীর হোক কিংবা শায়খ আকবর 
শামীরই হোক । আমাদের মুহাম্মদ আল-'আরাবী (স.)-র কালাম আবশ্যক, 
মুহয়ি উদ্দীন (ইবনে) 'আরাবী, সদরুদ্দীন কওনবী ও “আবদুর রাযযাক 
কাশীর কালামের আমাদের প্রয়োজন নেই । আমরা তো 'নস' (কুরআন ও 
সুন্নাহ) চাই, ‘ফস’২ নয়; “ফুতৃহাত-ই মদীনা'৩ আমাদেরকে "ফুতৃহাত-ই 
মাকিয়্যা'৪-র চাহিদা থেকে নিষ্কৃতি দিয়েছে ।৫ 
এই মর্যাদাোবোধ ও আবেগ, এই ইখতিলাফ ও ইনকার (মতভেদ ও 
অস্বীকৃতি)-এর কারণ ধর্মীয় মর্ধাদাবোধ এবং কুরআন ও সুন্নাহ্‌র সাহায্য-সমর্থন 
ভিন্ন আর কিছু নয় এবং এই যে আল্লাহ ও তদীয় রসূল (সা)-কে সকল কিছুর 
ওপর অগ্রাধিকার প্রদান এবং কাউকে ভালবাসা একমাত্র আল্লাহ ও তার রসূলের 
জন্যই ভালবাসা কোন লোকের পক্ষে দূষণীয় হতে পারে না, বরং তা তার উচ্চ 
মর্যাদা ও প্রশংসনীয় গুণাবলীর মধ্যেই গণ্য হবার যোগ্য । কেননা নিম্নোক্ত 
হাদীসটি সঠিক অর্থে তার ক্ষেত্রেই প্রযোজ্য ই 
1০১৪ 4141 ০৩ ১- ১৮০৪৪। ৯১১৮৯ ৩৬১ ১৯ বালী ৩৪ ৩৯ এও 
- 4111 | 4৯০১1১52২১৯ ৩০৬০ ৮৯৪৮০ এ ভি 


১. বল! দরকার, মুজান্দিদ আলফে-ছানী (র) হযরত ওমর ফারূক (রা)-এর বংশধর ছিলেন 
(অনুবাদক)। 

২. শায়খ আকবর-এর বিখ্যাত গ্রন্থ “ফুসুসূল -হিকাম”-এর দিকে ইঙ্গিত করা হয়েছে। 

৩. অর্থাৎ কুরআন ও সুন্নাহর শিক্ষা । 

8. শায়খ আকবরের বিখ্যাত গ্রন্থ ৷ 

৫. মকতৃবাত-ই ইমাম রব্বানী, ১০০তম পত্র, ১ম খণ্ড 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ১৬৩ 


ib Jl ১১৪০ ৮০৪ 4441 5০1 ও ৬৮৫ 8941 ভা& ১৬৯ ও ১০০০ ০০ 
_ 941 ৬৪ 
তিনটি বস্তু যার ভেতর পাওয়া যাবে সে বস্তু তিনটির কারণে ঈমানের স্বাদ 
ও মিষ্টতা অনুভব করবে । এক, সব কিছুর মুকাবিলায় আল্লাহ ও তদীয় রসূল 
(সা) তার নিকট প্রিয় হবে; দুই, ভালবাসলে কেবল আল্লাহ্‌র জন্যই কাউকে 
ভালবাসবে; তিন, কুফরী থেকে আল্লাহ পাক নাজাত প্রদানের পর পুনরায় 
কুফরীর দিকে প্রত্যাবর্তন তার নিকট আগুনে নিক্ষিপ্ত হবার মতই 
অপছন্দনীয় হবে।১ 
৮. একটি দল ইবনে তায়মিয়া (র) সম্পর্কে মারাত্মক ভ্রান্তির শিকার 
হয়েছিল। কোন কোন অসতর্ক ও পক্ষপাতদুষ্ট লেখক এমন সব উক্তি তার নামে 
চালিয়েছেন যা আহলে সুন্নত ওয়া'ল-জামা“আতের সাধারণ “আকীদা বিরোধী 
এবং যেসব উক্তি মশহুর “উলামায়ে কিরামের মতে কুফ্র। তীর প্রতি এমন সব 
উক্তিও আরোপ করা হয়েছে যদ্বারা রিসালতের মহামর্ধাদার প্রতি বেয়াদবী প্রকাশ 
পায় এবং তাকে খাটো করা হয় (আল্লাহ তা'আলা আমাদের ও সমস্ত 
মুসলমানকে এর হাত থেকে পানাহ দিন) ৷ এ ধরনের ব্যাপার এককভাবে কেবল 
ইমাম ইবনে তায়মিয়া (র)-র সঙ্গেই হয়নি, মুসলিম উম্মাহর অপরাপর বুযুর্গ ও 
শ্রেষ্ঠ সন্তানরাও হিংসুটে ও শত্রুদের এহেন ষড়যন্ত্রের শিকারে পরিণত হয়েছেন । 
তাদের প্রতি এমন সব উক্তি ও আকীদা আরোপ করা হয়েছে যা থেকে তীরা 
একেবারে মুক্ত ও পবিত্র ছিলেন। ষড়যন্ত্রের জাল এতদূর পর্যন্ত বিস্তৃত করা হয়েছে 
যে, তাদের লিখিত গ্রন্থ ও কিতাবাদিতে এমন সব নিবন্ধ ও অধ্যায় সংযোজন 
করা হয়েছে যা কুফর ও গোমরাহীর হেতু ছিল। এর থেকেও এক কদম অগ্রসর 
হয়ে (কুফরী উক্তিনির্ভর) স্বয়ংসম্পূর্ণ গ্রন্থ রচনা করে এসব মহান বুযুর্গদের নামে 
চালিয়ে দেওয়া হয়েছে এবং ব্যাপকভাবে সে সব গ্রন্থের ফলাও প্রচার করা 
হয়েছে। হুজ্জাতু'ল-ইসলাম ইমাম গাযালী (র)-র সঙ্গেও একই আচরণ করা 
হয়েছে। বিরাট এক দল “আলিমের ধারণা যে, 


- 41৯1 15 4৪ ১৬১০৬৮] Al ১৪৪ se ১৩১০ 
মা'আরিজু'ল-কুদ্স, মিশকাতু 'ল-আনওয়ার-এর মত ভিত্তিহীন ও আরোপিত 
গ্রন্থ ইমাম গাযালী (র)-র শক্র ও অকল্যাণকামীরা নিজেরা রচনা করে তার 
নামে চালিয়েছে শায়খ মুহয়ি উদ্দীন ইবনে *আরাবীর গ্রন্থের ক্ষেত্রেও ইমাম 
শা'রানীর ধারণা মতে এমনটিই ঘটেছে এবং নিবন্ধ ও সারাংশের ভেজাল 


১. বুখারী ও মুসলিম । 


www.almodina.com 


১৬৪ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 


মেশানো হয়েছে। ইমাম শা*রানী (র) স্বয়ং তার নিজের লেখা গ্রন্থ সম্পর্কে 

একটি চিত্তাকর্ষক ও শিক্ষণীয় অভিজ্ঞতার বিবরণ লিপিবদ্ধ করেছেন। হ৯৯১। 

২...০.১। নামক গ্রন্থে তিনি বলেন £ 
আমার আল-বাহরি'ল-মাওরূদ ফি'ল-মাওয়াছীক ওয়া'ল-‘উহুদ নামক গ্রন্থে 
কতক হিংসুটে ও পরশ্রীকাতর লোক এমন সব নিবন্ধ ঢুকিয়ে দেয় যা ছিল 
শরীয়তবিরোধী এবং জামি' আযহারসহ বিভিন্ন জায়গায় এর খুব ফলাও 
প্রচার করা হয়। এর ফলে এক হাঙ্গামা ও গোলযোগের সূত্রপাত ঘটে । 
শেষাবধি আমি আমার হাতে লেখা বিশুদ্ধ ও সংরক্ষিত মূল কপিটি 
“উলামায়ে কিরামের প্রশংসাসূচক মন্তব্য ও অনুমোদনমূলক অভিমত লিখিত 
ছিল। এরপর তারা এসব সংযোজিত নিবন্ধের গৃঢ় রহস্য উদ্ঘাটন করতে 
সমর্থ হন এবং হাঙ্গামা ও গোলযোগের অবসান ঘটে । 


ইবনে তায়মিয়া (র)-র সঙ্গে শুরু থেকেই তার সমসাময়িক ও কোন কোন 
পরশ্রীকাতর লোকের যেমন আচরণ লক্ষ্য করা গেছে তাতে করে এতে আশ্চর্য 
হবার কিছু নেই যে, তার প্রতিও এমন সব কুফরী উক্তি ও অবমাননাকর নিবন্ধের 
এক বিরাট স্তুপ আরোপ করা হয়েছে । ফলে বহু নিষ্ঠাবান ও ধর্মীয় মর্যাদা রক্ষায় 
উদ্দীপ্ত ‘আলিম এর দ্বারা প্রভাবিত হয়ে তার বিরোধিতাই নয়, বরং তাকে 
গোমরাহ, পথত্রষ্ট, এমন কি কাফির বলতেও তৈরী হয়েছেন। স্বয়ং অষ্টম 
শতাব্দীর শেষভাগে ও নবম শতাব্দীর শুরুতে পরশ্রীকাতর ও কুসংস্কারাচ্ছন 
বিরোধীদের একটি দল এ ব্যাপারে এতটাই বাড়াবাড়ি করেছিল যে, তারা 
ফতওয়া দিত, যারা ইবনে তায়মিয়াকে “শায়খুল-ইসলাম' বলবে তারা কাফির। 
এসব প্রত্যাখ্যান করে এবং তার সত্যবাদিতা, মর্যাদা ও ইমামতের সপক্ষে 
হাফিজ-ই-শাম (সিরিয়ার হাফিজ) শামসুদ্দীন আশ-শাফি'ঈ (মৃ. ৮৪২ হিজরী) 
তার মশহুর গ্রন্থ ১:| ৮৮০৬ ৯ ০1০১ ০১০ ৮৮/০ ১৪1৬৭ ১১৭ 
১৪৩ ৮১/-০৪। ০০১১৭ ২2৯৮০ লিখেছেন।১ এতে সাতাশি জন আকাবির ও 
মশহুর ‘উলামা এবং শান্ত্রবিদ ইমামের রায়, প্রতিক্রিয়া, স্বীকৃতি ও তার (ইবনে 
তায়মিয়ার) মর্যাদা ও শ্রেষ্ঠত্ব সম্পর্কে তাদের অভিমত উদ্ধৃত করেছেন, সেই গ্রন্থ 
যেখানে হাফিজ ইবনে হাজার “আসকালানী ও “আল্লামা *আয়নী (র)-র 
পর্যালোচনা ও অভিমত লিপিবদ্ধ করেছেন, তার সমর্থন করেছেন ও শায়খুল 
ইসলামের মন খুলে প্রশংসা করেছেন, তাকে মুবারকবাদ জানিয়েছেন এবং 
১. এই কিতাবটি একটি সংকলন আকারে সংকলিত ও বিন্যস্ত করেছেন ফারজুল্লাহ যাকী কুদী ৷ 

শায়খ "আবদুল কাদির তিলিমসানীর ব্যবস্থাপনায় মাতবা'আ কুদিস্তান থেকে ১৩২৯ হিজরীতে 


মিসরে প্রকাশিত হয় । এটি শায়খুল ইসলাম ইবনে তায়মিয়ার জীবনীর একটি বিরাট মূল্যবান 
ভাগ্তার । 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ১৬৫ 


প্রকাশ করেছেন যে, তিনি নিঃসন্দেহে একজন বিশুদ্ধ “আকীদানুসারী, সুনী 
মতাবলম্বী স্বীকৃত শায়খুল-ইসলাম ছিলেন। “আল্লামা ‘আয়নী এত দূর পর্যন্ত 
লিখেছেন, | 
৬1) 48১০৮৮০০১৮৭ এ ৯১১ ৬৫৪ ২4১১1) ৮11 4০০ ৩১ 
- ০১41১ ৮2১1) ste Je ৮০০ ০৬ ৮১১ ০০৪৪ ৪১) 
যারা তার (ইবনে তায়মিয়ার) ওপর যিন্দীক-এর অপবাদ দেবে তারা 
নিজেরাই স্বয়ং মুলহিদ ও যিন্দীক। তার লিখিত রচনা গোটা দুনিয়ায় 
ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। তাতে এমন কিছু নেই যাত্রান্তিপূর্ণ ও আহলে সুন্নত 
ওয়া'ল-জামা'আতের "আকীদা বিরোধী বলে প্রমাণ করা যায়। 
মনে হয় এই সিলসিলা বরাবর অব্যাহত ছিল এবং এসব ভিত্তিহীন উক্তি ও 
উদ্ধৃত বিবরণের নকল তস্য নকল হতে থাকে । আর লোকেরা এসব দ্বারা 
প্রভাবিত হয়ে তার বিরুদ্ধে কলম হাতে তুলে নিতে থাকে । এই ধারায় সবচেয়ে 
অগ্রগামী ছিলেন হিজরী দশম শতাব্দীর মশহুর ‘আলিম ও লেখক "আল্লামা ইবনে 
হাজার মক্কী যিনি ইবনে তায়মিয়ার বিরুদ্ধে অত্যন্ত কঠিন ফতওয়া লেখেন এবং 
তার সম্পর্কে তার কলম দিয়ে sel) 4113 ২৮15 4111 «13 ৬০ 
_ 41315 ৭০০15 (আল্লাহ পাক তাকে অপদস্থ, পথভ্রষ্ট, অন্ধ, বোবা ও অবমানিত 
করেছেন) ইত্যাকার বাক্য পর্যন্ত উচ্চারিত হয়েছে। 
কিন্তু এ ফতওয়ার এবারত থেকে বোঝা যায়, স্বয়ং ‘আল্লামা ইবনে হাজার 
(র) নিজে ইমাম ইবনে তায়মিয়া (র)-র লিখিত কিতাব পড়েন নি এবং এ 
ব্যাপারে তার জানাশোনা ব্যক্তিগত ও সরাসরি ছিল না। তার সমস্ত নির্ভরতা ও 
ফতওয়ার বুনিয়াদ ছিল সেই সব উক্তি যা ইবনে তায়মিয়া (র)-র নামে সর্বত্র 
প্রসিদ্ধি লাভ করেছিল এবং তৎকালে তার বিরোধীরা তাদের স্ব স্ব গ্রন্থে উদ্ধৃত 
করত এবং আপনাপন মজলিসে আলোচনা করত ৷ তিনি এ ফতওয়ায় শায়খুল 
ইসলামের কালাম ও ফিক্হশান্ত্রীয় ০,।১১৪5 উদ্ধৃত করার পর লিখছেন ঃ 
১২৯ ASI ৮১৩ MOSS ৬11১ ৩০৩ কিশত JES 
দিন. নি 
১. ৯০৯ হিজরীতে মিসরে জন্য এবং ৯৭৩ হিজরীতে মক্কা মু'আজ্জমায় তিনি ইনতিকাল করেন। 
তার রচিত গ্রন্থের মধ্যে তোহফাতু'ল-মুহতাজ, cll ০ 25s 
রর ০০544 
লেখক থেকে ভিন্ন এবং পরবর্তী যুগের লোক । ইবনে হাজার 'আসকালানী (র) হাদীসের 


আহা রা তু আর নান es 
র মধ্যে তার তুলনা মেলা ভার । ইবনে হাজার মক্কী এসব দিকে তার পূর্বসূরীর 
সমপর্যায়ে পৌছতে সক্ষম হন নি। 


www.almodina.com 


১৬৬ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 
কেউ কেউ বলেন, যিনিই তার গ্রন্থাদি সরাসরি অধ্যয়ন করেছেন তিনিই 
উল্লিখিত মসলা-মাসাইলের ক্ষেত্রের অধিকাংশকেই তার সঙ্গে সম্পর্কিত- 
করণ সঠিক নয় বলে মনে করেন। 
ফতওয়ার শেষে স্বীয় দ্বিধা ও সন্দেহ নিঙ্নোক্তভাবে প্রকাশ করেছেন ঃ 
_ 41912414111 ১১৯১১) 
অর্থাৎ তিনি যদি এমনতরো “আকীদায় বিশ্বাসী ছিলেন বলে প্রমাণিতও হয় 
যা বিদ'আত ও কুফরীর হেতু, সেক্ষেত্রে আল্লাহ পাক স্বীয় ইনসাফের ভিত্তিতে 
তার সঙ্গে আচরণ করবেন অথবা আমাদেরকে ও তাকে ক্ষমা করবেন। 


এই ফতওয়ার জওয়াব এবং ইবনে তায়মিয়া ও ইবনে হাজার (র)-এর 
বিজ্ঞোচিত দাবী উত্থাপন করেছেন বাগদাদের প্রখ্যাত বিদ্বজ্জন পরিবারের সদস্য 
ইরাকের গৌরব ও গর্ব রূহ'ল-মা“আনী প্রণেতা “আল্লামা মাহমুদ আলুসীর 
খ্যাতিমান পুত্র ‘আল্লামা খায়রুদ্দীন নু*মান আলুসী রে) তার ৬৪ ৩১১] 
৩১+০৯১। ২২<১ নামক বিরাট গ্রন্থে । এতে তিনি উক্ত “আল্লামার (ইবনে 
হাজার মক্কীর) প্রতিটি বক্তব্যের একটি একটি করে বিস্তারিত জওয়াব দিয়েছেন 
এবং প্রমাণ করেছেন, তার [ইবনে তায়মিয়া (র)-র] বলে বর্ণিত বক্তব্যের একটি 
অংশ একেবারেই ভিত্তিহীন ও অপবাদমাত্র এবং শায়খুল ইসলাম [ইমাম 
তায়মিয়া (র)1-এর গ্রন্থসমূহে বরং এর বিপরীত বক্তব্য ও বর্ণনাই দেখতে পাওয়া 
যায়। একটি অংশ (যা খুবই হান্কা) বিস্তৃতির দাবী রাখে । এর যে ব্যাখ্যা দেওয়া 
হয় হয়ত তা প্রকৃত সত্য নয় অথবা এটাই তার একমাত্র বক্তব্য নয়। এ ছাড়াও 
উক্ত গ্রন্থে তিনি (নু‘মান আলুসী) শায়খুল ইসলাম-এর জীবন-চরিত ও নানা 
অবস্থার একটি উল্লেখযোগ্য ও মূল্যবান ভাণ্ডার জমা করে দিয়েছেন ।৯ 


ইবনে হাজার মক্কীর পর থেকে আজ পর্যন্ত মুহাক্কিক (তত্তৃজ্ঞ, বিশেষজ্ঞ) 
'আলিম, প্রশস্ত দৃষ্টিভঙ্গির অধিকারী ও ন্যায়বান লেখকগণ "আল্লামা ইবনে 
হাজারের এতদ্সম্পর্কিত বক্তব্যের সঙ্গে ভিন্নমত প্রকাশ করে আসছেন এবং 
নিজেদের লিখিত গ্রন্থ ও পুস্তক-পুস্তিকায় শায়খুল ইসলাম ইবনে তায়মিয়া(র)-র 
নির্দোষিতা এবং তার উচ্চ মরতবা ও মর্যাদার কথা প্রকাশ করে আসছেন । স্বয়ং 
“আল্লামা ইবনে হাজার মক্কীর যোগ্য শাগরিদ মুল্লা'আলী কারী২ শায়খুল ইসলাম 


১. গ্রন্থটি ছোট মিসরীয় টাইপে মুদ্রিত, পৃষ্ঠা সংখ্যা ৩৬২, হি. ১২৯৮ সনে মিসরের বুলাক নামক 
প্রকাশনা সংস্থা থেকে প্রকাশিত। 

২. আফগানিস্তানের হেরাত প্রদেশের অধিবাসী ছিলেন । তিনি ছিলেন তার যুগের অন্যতম শ্রেষ্ঠ 
“আলিম । মক্কা মু'আজ্জমা সফর করেন এবং সেখানেই বসবাস শুরু করেন। হজ্জের 


(পরবর্তী পৃষ্ঠায় দেখুন) 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ১৬৭ 


[ইবনে তায়মিয়া (র)] সম্পর্কে তার উস্তাদের সঙ্গে ভিন্নমত পোষণ করেন । তিনি 
তার গ্রন্থে অত্যন্ত উচ্চ কণ্ঠে ইমাম তায়মিয়া (র) সম্পর্কে সপ্রশংস মন্তব্য 
করেছেন। শরাহ শামাইল-ই তিরমিযী ও মিরকাত শরহে মিশকাতে লেখেন ৪ 
১251 ০১ 905 ৮৮4১) 44 ৩০০ ০০০০৮ ৭১৮০০ ০১০ ৮1৮০ ৩৯৩ 
_ 2531 ১3415451১০৩ হ50৪/13 Lad] Jal 
আর যিনিই মানাযিলু'স-সায়িরীন-এর শরাহ (মাদারিজু'স-সালিকীন) 
অধ্যয়ন করবেন তার কাছেই এটি স্পষ্ট প্রতিভাত হবে, ইবনে তায়মিয়া ও 
ইবনে কায়্যিম ছিলেন আহলে সুন্নত ওয়া'ল-জামা'আতের একজন শ্রেষ্ঠ 
বুযুর্গ এবং এই উম্মতে মুহাম্মাদিয়ার একজন ওলী । 
অতঃপর শেষ যুগে ইমামু'ল-মুতাআখখিরীন শায়খু'ল-ইসলাম শাহ 
ওয়ালীয্যুল্লাহ দেহলভী (র) শায়খুল ইসলাম ইমাম ইবনে তায়মিয়া (র)-র 
সপক্ষে জোরালো বক্তব্য রেখেছেন এবং পরিষ্কার লিখেছেন, তিনি কেবল সুন্নী 
“আকীদাবিশিষ্ট ও পূর্ববর্তী বুযুর্গদের অনুসারী একজন “আলিমই ছিলেন না, 
শরীয়তের একজন বড় মুখপাত্র ও ওয়াকীল, কুরআন ও সুন্নাহর একনিষ্ঠ খাদেম 
ও উম্মতে মুহাম্মাদিয়্যার একজন জলীলু*ল-কদর 'আলিমও ছিলেন । তিনি ছিলেন 
ক্ষণজন্মা পুরুষদের অন্যতম যারা কয়েক শতাব্দীর ব্যবধানে জন্মহণ করেন। যে 
সমস্ত লোক তার বিরোধিতা ও পদাংক অনুসরণ করেছেন, জ্ঞান ও অন্তর্দৃষ্টির 
ক্ষেত্রে তাদের সঙ্গে তার কোন সম্পর্ক নেই। শাহ সাহেব কুরআন-সুন্নাহ্‌র 
ধারক-বাহক ও ‘উলামায়ে ইসলামের সমতা সাধন করে এবং মশহুর হাদীস 
41১০ ALS ০৫ ০১111 lia ০৯৯৪ (এই ইল্মে কুরআন-সুন্নাহ্র 
ধারক-বাহক প্রতিটি জাতি ও বংশের ন্যায়বান লোকেরাই হবেন) দ্বারা দলীল 
পেশ করে শায়খু'ল-ইসলাম (ইবনে তায়মিয়া) সম্পর্কে বলেন £ 
(১) ২১৮০ ০ (১-১। ৮১৩ ৬৪ (১১৪০০ ০০২) lia ৪1০৩ 
Ls 4১৮৬০ 4111 ২০৮০৫ de ld ১০ 0৪৪৯০ ৪103 
(১1৩21534215 41100 ৬1০০ Ul ০১০১ ২১০] 1৬৮৯৩ ২১০৯ 
Ul ডঠ 3৮৮০] ২5১৯ ২9৬৯1 0৮4১0 ০৪১৮০ iL 
(পূর্ব পৃষ্ঠার পর) নিয়ম-কান্ন ও বিধি-বিধান এবং ফিক্হ ও হাদীস সম্পর্কিত অবহিত 
“আলিমদের মধ্যে তিনি বিশিষ্ট আসনের অধিকারী ছিলেন । তার রচিত গ্রন্থাদির মধ্যে মিরকাত, 
শরহে ফিক্হ-ই আকবর, শরহে শিফা', শরহে শামাইল তিরমিযী, শরহে নুখবাঃ, শরহে 
শাতিবিয়াঃ, শরহে জাযারিয়া, খুলাসা কামূস প্রভৃতি বিখ্যাত। তাসাওউফ ও ‘ইলমে 


মা'রিফতেও কামিল ছিলেন । ১০১৪ হিজরীতে ইনতিকাল করেন । মিসরের জামি' আযহারে 
বিরাট জামা'আত সহকারে তার গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয় । 


www.almodina.com 


১৬৮ শায়খুল ইসলাম হাফিজ ইবন তায়মিয়া (র.) 
SUI ৬৬ ১৮৪ 41213 5৩০৬ il Al ১১৯০ 48113 
০৪ 4১০ ১১১১1 4541 ৮৮৯। 54৬০ ৩৮০ 1 ভাজ 5১০০৩ ১০৩৪ 
৮৮৮৯১ ১৯1 ৮৫১ 485 ওলী জা ১৬581 ০১০১ 31741 55583 
lia Jes AL 3123 ২১113 ALS odds 45331 ৮৫১৪ 
৬৯ ১১০ ৮০ ৯4 ৩1 ৬৮৮৪ ৮০৩ ৯1৮11 ভা ১৪৯৭। ১০১০ rl 
৮৮105 44141 ৮০1৮০ ১৮৬৬০ 1815 ৮০4825182০০ ৩১৭): 
৮৪ al sala ea! ৩০ 0১৪০৪ 0০ এ] Gas IS 015 
১৫১০ ৮1৮৮১ Ul ৮৬০১ Lal ১১৯৮৮৮৫ 3 AL lS ০৯০ 
-১৯১। LAD AAS 115 ASH 0558 


এরই ভিত্তিতে আমরা শায়খু'ল-ইসলাম ইবনে তায়মিয়া (র)-র ওপর 
“আকীদা রাখি । তার অবস্থাদি দ্বারা আমাদের নিকট প্রমাণিত হয়ে গেছে, 
তিনি আল্লাহ্‌র কিতাব কুরআনু'ল-করীমের একজন “আলিম, এর 
আভিধানিক ও শর'ঈ অর্থ সম্পর্কে খুবই ওয়াকিফহাল, আরবী ব্যাকরণ ও 
অভিধানশাস্ত্র সম্পর্কে বিশেষজ্ঞ, হাম্বলী মযহাবের খুঁটিনাটি বিষয় ও 
উসৃল-এর পরিষ্কার ও বিবাদ মীমাংসাকারী ও বিন্যস্তকারী, একক মেধার 
অধিকারী, ভাষার ওপর অপূর্ব দখল এবং আহলে সুন্নত ওয়া*ল-জামা'আতের 
“আকীদার সমর্থন ও প্রতিরক্ষায় অত্যন্ত বাগী ও স্পষ্টভাষী | তার দ্বারা কোন 
অন্যায় কিংবা বিদ'আত প্রমাণিত হয়নি । ব্যস! এই কয়েকটি মাত্র মসলার 
ক্ষেত্রে তার সঙ্গে কঠোরতা করা হয়েছে। এগুলোর মধ্যেও এমন কোন 
মসলা নেই যে মাসআলা সম্পর্কে তার নিকট কুরআন, সুন্নাহ্‌ ও পূর্ববর্তী 
বুযুর্গদের অনুসৃত আদর্শের ভেতর কোন দলীল ছিল না। জ্ঞানের জগতে 
এমত মনীষীর তুলনা মেলা ভার। কি লেখনী, কি বক্তৃতায় তার পর্যায়ে 
উপনীত হন এমন সাধ্য কার? আর যে সমস্ত লোক তীর সঙ্গে কঠোরতা ও 
রূঢ় আচরণ করেছে তার [ইবনে তায়মিয়া (র)-র] কামালিয়াত ও বৈশিষ্ট্যের 
সঙ্গে তাদের কোন সম্পর্কই ছিল না, যদিও এই কঠোরতা একটি 
ইজতিহাদী বিষয় ছিল। এতদ্সম্পর্কে উলামায়ে কিরামের ইখতিলাফ তথা 
মতভেদ সাহাবায়ে কিরাম (রা)-এর পারস্পরিক মতবিরোধেরই অনুরূপ । 
অতএব এ ক্ষেত্রে সংযতবাক হওয়াই আমাদের পক্ষে সমীচীন এবং ভাল 
খারাপ কোন কিছু আমাদের মুখ থেকে যেন বের না হয়।৯ 

১. উদ্ধত অংশটি শাহ সাহেব (র) লিখিত একটি আরবী চিঠির অংশ। চিঠিটি তিনি তারই 
সমসাময়িক 


মনীষী মখদূম মু'ঈন উদ্দীন ঠাঠোভী (সিন্ধু প্রদেশের অন্তর্গত ঠাঠের অধিবাসী)- 
কে তার একটি পত্রের জওয়াবে লিখেছেন। উক্ত পত্রে তিনি শাহ সাহেব (র)- 


(পরবর্তী পৃষ্ঠায় দেখুন) 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ১৬৯ 


শাহ ওয়ালিয়্যল্লাহ সাহেব (র)-এর সাফাই ও সাক্ষ্য এবং উল্লিখিত প্রশংসাসূচক 
মন্তব্যের পর কোন ‘আলিম কিংবা লেখকের আক্রমণাত্মক সমালোচনার, ইবনে 
তায়মিয়া (র)-র জ্ঞান ও চিন্তামার্গের ধারে-কাছে পৌছবার যোগ্যতাও যাদের 
নেই, আদৌ কোন জ্ঞানগত গুরুত্ব বহন করে না। হাকীমু'ল-ইসলাম শাহ 
ওয়ালিযুযুল্লাহ (র), আল্লাহ পাক যাকে গভীর পাণ্ডিত্য, বিচিত্র কামালিয়াত, 
মুজতাহিদী চিন্তা ও দৃষ্টি, মতভেদের ক্ষেত্রে ভারসাম্যের পথ ও “উলামায়ে 
ইসলামের কার কি মর্যাদা সে সম্পর্কে পরিমাপ করবার এক আশ্চর্য ক্ষমতা 
দিয়েছিলেন । তাই এ ব্যাপারে তার মতামতই চূড়ান্ত হিসাবে বিবেচনার দাবী 
রাখে। 


(পূর্ববর্তী পৃষ্ঠার পর) কে ইমাম ইবনে তায়মিয়া (র)-র কোন কোন একক সিদ্ধান্ত ও স্তার 
বিরোধীদের মতভেদের উদ্ধৃতি প্রদান করে তীর সম্পর্কে শাহ সাহেব (র)-এর মতামত জানতে 
চেয়েছিলেন । এই পত্র সংকলনটি শাহ সাহেব (র)-এর প্রখ্যাত ছাত্র খাজা মুহাম্মদ আমীন কাশ্মীর 
কর্তৃক সংকলিত ৷ সংকলনটি ২৮ alias ৭1115 (৮51 ৪১০ 
- ২৯০১৮ | ১০১, নামে মাতবা'-ই আহমদী থেকে মুদ্রিত । ০১১৯]! ০১৯ গ্রন্থে 
এটি অবিকল উদ্ধৃত হয়েছে ৷ 


www.almodina.com 


পঞ্চম অধ্যায় 
আরিফ বিল্লাহ ও মুহাক্কিক আলিম হিসাবে শায়খুল ইসলাম (র.) 


সাধারণত শায়খু'ল-ইসলাম ইমাম ইবনে তায়মিয়া (র)-কে লোকে একজন 
মুতাকাল্লিম, তর্কবিশারদ, হাদীসশান্ত্রবিদ (মুহাদ্দিস) ও ফকীহ হিসাবেই জানে। 
জ্ঞানের ক্ষেত্রে তার কামালিয়াত তথা পরিপূর্ণতা ও তার যুক্তিতর্কমূলক রচনার 
যারা পাঠক তারা তার সম্পর্কে যে ধারণা তাদের মন ও মস্তিষ্কে গেথে নেন তা 
হল এই, তিনি | ইবনে তায়মিয়া (র) | একজন অত্যন্ত মেধাবী, ক্ষুরধার 
বুদ্ধিবৃত্তি ও গভীর পাণ্ডিত্যের অধিকারী, শক্তিশালী যুক্তি-প্রমাণ প্রদর্শনকারী এবং 
একজন জাহিরী “ইলমের অধিকারী “আলিমের বেশী কিছু নন। তার বিশিষ্ট 
শাগরিদ হাফিজ ইবনে কায়্যিম (র)-কে বাদ দিলে | যিনি শায়খু'ল-ইসলামের 
কিতাব মানাযিলু*স-সায়িরীন-এর শরাহ মাদারিজু'স-সালিকীন-এ তার নিজের ও 
স্বীয় মাহবুব উত্তাদের জীবনের নিভৃত ও প্রচ্ছন্ন (বাতেনী) দিকটি হেফাজত 
করেছেন এবং প্রমাণ করে দিয়েছেন, তারা দু'জনেই উন্নত মার্গের ‘আরিফ বিল্লাহ 
ও মা'রিফতের অধিকারী বুযুর্গ ছিলেন] যারা সাধারণ জীবনীকার ও 
চরিতকারদের সাহায্যে শায়খু'ল-ইসলামকে বুঝবার চেষ্টা করেছেন অথবা তার 
পরবর্তী অনুসারী ও সম্পর্কিত জনদের দেখে তার সম্পর্কে একটা ধারণা সৃষ্টি 
করে নিয়েছেন, তারা তাকে একজন শুষ্ক ও নীরস মুহাদ্দিস ও জাহিরী “ইলমের 
অধিকারী একজন “আলিমের চেয়ে বেশী মর্যাদা দিতে পারেন নি। কিন্তু 
মাদারিজু'স-সালিকীন গ্রন্থে হাফিজ ইবনে কায়্যিম কোথাও কোথাও শায়খুল 
ইসলাম (র)-এর অল্প-স্বল্প যে সব বাণী ও অবস্থার বিবরণ পেশ করেছেন এবং 
‘আল্লামা যাহবী প্রমুখ তার আলোচনায় তার চরিত্র ও রুচি, অভ্যাস ও চারিত্রিক 
উৎকর্ষ, তার ‘আমল ও দৈনন্দিন বৃত্তির (৯) যে আলোচনা করেছেন তা 
সামনে রাখলে একজন ন্যায়বান লোক এই সিদ্ধান্তে পৌছেন, শায়খু'ল-ইসলাম 
(র)-কে এই উম্মতের ওলী-*আরিফ ও আল্লাহ্‌ওয়ালা লোকদের মধ্যে গণনা করা 
উচিত এবং তিনি পরিপূর্ণরূপে নিশ্চিত হয়ে যান, তিনি [ইবনে তায়মিয়া (র)] 
সেই সব মনযিলে অধিষ্ঠিত এবং তিনি সেই সমস্ত মকসূদ লাভে ধন্য হয়েছেন যা 
লাভ করতে সাধারণত শত বছরের রিয়াযত ও মুজাহাদা, তরীকতের ইমামদের 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ১৭১ 


সান্নিধ্য এবং সদাসর্বদা যিক্র ও মুরাকাবার রাস্তা ইখতিয়ার করা হয় এবং যাকে 
পরবর্তীকালের সুফিয়ানে কিরাম “নিসবত মা“আল্লাহ' তথা আল্লাহ্‌র সঙ্গে নিসবত 
বলে বুঝিয়ে থাকেন । 
- 2০০ ৩১১ 42055 Ul Las Al 

সৃক্ষ্দর্শী জ্ঞানীরা এই সত্য সম্পর্কে ওয়াকিফহাল যে, আনন্দ-সুখ তথা 
আস্বাদন ক্ষমতা ও মা'রিফত, হাকীকী (প্রকৃত) ঈমান ও ইয়াকীন, ইখলাস 
(নিষ্ঠা) ও দৃঢ়তা, অভ্যন্তরীণ পবিত্রতা ও চারিত্রিক শুচি-শুভ্রতা, সুন্নাহ্‌র পরিপূর্ণ 
অনুসরণ ও ফানা ফি'শ-শারী'আত তথা শরীয়তের মাঝে আত্মবিলোপই হল সেই 
সব যথার্থ লক্ষ্য যার জন্য বিভিন্ন উপায়-উপকরণ অবলম্বন করা হয়। তত্বজ্ঞানী 
পণ্তিতগণ এসব লক্ষ্য হাসিলকে কোন একটি ওসীলার মধ্যে সীমাবদ্ধ তা মানেন 
না, বরং যারা বলার তারা এতদূর পর্যন্ত বলেছেন (আর তারা ভুলও বলেন নি) ঃ 

- ১৯৭1 ০১৮৬১। ১০৮১ 441 dl Jel ৩৮৮ 

প্রাথমিক যুগে এসব লক্ষ্য হাসিলের সর্বাধিক প্রভাবমগ্ডিত, কার্যকর ও 
শক্তিশালী মাধ্যম ছিল রাসূল আকরাম (সা)-এর সাহচর্য যার (রাসায়নিক) 
প্রভাব সর্বজনবিদিত ৷ (তার ইনতিকালের কারণে) এই নে'মত থেকে বঞ্চিত 
হবার পর উম্মতের চিকিৎসকমণ্ডলী ও নবুওতের প্রতিনিধিত্বকারী ব্যক্তিবর্গ স্ব স্ব 
যুগে পরিবর্তিত বিভিন্ন প্রক্রিয়া স্থির করেন । শেষে বিভিন্ন কার্যকারণের প্রেক্ষিতে 
(পবিত্রতম ব্যক্তিত্বের) সাহচর্য ও যিক্র-আযকারের আধিক্যের ওপর জোর 
দেওয়া হয় যার একটি পরিশীলিত, সুসংস্কৃত ও সুবিন্যস্ত তরীকাই আজ 
তাসাওউফ ও সুলূক নামে সর্বত্র মশহুর হয়ে গেছে। কিন্তু কেউই একথা 
অস্বীকার করে না, এ সব লক্ষ্য অর্জন কেবল যেসব উপায়-উপকরণের ওপর 
সীমাবদ্ধ নয়; মনোনয়ন ও নির্বাচন এবং আল্লাহ্‌র দান ১৬ ভিন্ন ঈমান ও 
ইহ্তিসাব১ নফসের মুহাসাবা তথা আত্মজিজ্ঞাসা, সুন্নাহর আনুগত্য ও অনুসরণ, 
হাদীস ও শামাইল গ্রন্থের সঙ্গে মুহব্বত ও 'আজমতের সাথে ইশতিগাল২, নফল 
ইবাদত-বন্দেগী ও দু'আ'-দরূদের আধিক্য, নিয়্যত ও ছওয়াবের আশায় খেদমতে 
খাল্ক তথা সৃষ্টির সেবা, জিহাদ, সৎ কাজে আদেশ ও অসৎ কাজ থেকে নিষেধ, 
দাওয়াত ও তাবলীগ । এ সবের ভেতর যে কোন একটি নিষ্ঠা (L২54) ও 
ইহতিমামের সঙ্গে আল্লাহ্‌র নৈকট্য লাভের মাধ্যম এবং নিসবত লাভের কারণ 
হতে পারে । মাধ্যম তথা উপায়-উপকরণ ভিন্ন হতে পারে, কিন্তু লক্ষ্য এক ৷ 
শায়খুল ইসলাম (র)-এর অবস্থাসমষ্টি থেকে পরিষ্কার জানা যায়, তার এই লক্ষ্য 
হাসিল ছিল এবং সেটি প্রকাশ করাই এখানে উদ্দেশ্য । 


১. ছওয়াব লাভের আশায় কোন কাজ করাকে ইহতিসাব বলে । 
১. বিস্তারিত জানতে দ্র. ৯:২০... 421১০ মগ্লানা ইসমাঈল শহীদ ও মওলানা আবদুল হাই 
সংকলিত সৈয়দ আহমদ শহীদ (র)-এর মলফুজাত 


www.almodina.com 


১৭২ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া রে.) 

তার খোলামেলা ও সহজ সরল জীবন, তার রুচি, চরিত্র, অভ্যাস ও 
আচার-আচরণ এবং তার অবস্থাদৃষ্টে এ কথার সাক্ষ্য দেওয়া যায়, তিনি 'আরিফ 
(ওলী, দরবেশ), তত্তবজ্ঞ ‘আলিম, আল্লাহ্‌র মকবুল ও কামিল বান্দাহদের একজন 
ছিলেন। এর কোন বাহ্যিক মাপযন্ত্র, কম্পাস কিংবা কোন যুক্তিনির্ভর দলীল-প্রমাণ 
থাকে না। আল্লাহ্‌্ওয়ালা ও ওলী-*'আরিফদের জীবনী অত্যধিক পড়াশোনা করে 
করে এবং তাদের সাহচর্যে থাকতে থাকতে একজন সুস্থ বিবেক-বুদ্ধি ও 
রুচিসম্পন্ন মানুষের এক ধরনের ক্ষমতা ও আত্যন্তিক প্রেম লাভ ঘটে (৬১২3) 
যদ্দারা তিনি এ বিষয়ে ফয়সালা করতে পারেন। কিন্তু এর পরও এমন কিছু 
অবস্থা ও ‘আলামত রয়েছে যন্বারা পরিমাপ করা যায় যে, এই ব্যক্তি স্বীয় ধর্মীয় 
মাত্রার ক্ষেত্রে সাধারণ মানুষের তুলনায় উন্নততর এবং ধর্মের বিশুদ্ধতর অবস্থা ও 
রুচিসমূহ ও আল্লাহ্‌্ওয়ালাদের চরিত্র-আখলাক দ্বারা ভূষিত। যেমন আল্লাহ্‌র 
দাসত্ব (০১১৯০) ও প্রতিনিধিত্বের (০.1) এক বিশেষ অবস্থা, ইবাদতের 
স্বাদ ও মগ্রতা, দু'আ'র স্বাদ ও বিভোরতা, যুহ্দ ও দুনিয়ার প্রতি অবজ্ঞা, উৎসর্গ 
ও বদান্যতা, বিনয় ও নিঃস্কার্থপরতা, আনন্দ ও তৃপ্তি, সুন্নাহর পরিপূর্ণ আনুগত্য ও 
অনুসরণ, সালিহ বান্দাদের মাঝে জনপ্রিয়তা, সমসাময়িক 'আলিমগণের সাক্ষ্য, 
ভক্ত ও অনুসারীদের দীনদারী, উত্তম চরিত্র প্রভৃতি দৃষ্াত্তস্বরূপ উল্লেখ করা যায়। 
আমরা এখানে উল্লিখিত বিষয়বস্তুসমূহের শিরোনামের অধীনে শায়খুল ইসলামের 
সমসাময়িক ব্যক্তি ও এঁতিহাসিকদের সাক্ষ্য ও তাদের প্রতিক্রিয়া উদ্ধৃত করছি। 
আল্লাহর দাসত্ব ও প্রতিনিধিত্বের স্বাদ 

আল্লাহ্‌র গোলামীর স্বাদ ও আল্লাহ্‌র প্রতিনিধিত্রে প্রকৃত অবস্থা এ কথার 
সুস্পষ্ট সাক্ষ্য বহন করে, এই ব্যক্তির অভ্যন্তর ভাগ নিশ্চিত বিশ্বাস (ইয়াকীন) 
দ্বারা সমৃদ্ধ, আল্লাহ্‌ তা'আলার “আজমত ও জীকজমকপূর্ণ আড়ম্বর দ্বারা ভরপুর, 
স্বীয় অসহায়ত্ব, নিরুপায় অবস্থা মহারাজাধিরাজের কুদরত ও গৌরব মহিমার 
পর্যবেক্ষণ দ্বারা আলোকিত । এই নিশ্চিত বিশ্বাস (ইয়াকীন) ও পর্যবেক্ষণ 
(১১৮১) যখন কারোর ভেতর কিংবা অন্তরদেশে সৃষ্টি হয়ে যায়, তখন 
শব্দসমষ্টি ও সকল কাজের মাধ্যমে প্রকাশ ঘটে তার। এই সিলসিলায় হাকীকত 
ও লৌকিকতার মাঝে আসমান-যমীনের ফারাক । এই ফারাক দৃষ্টিসম্পন্ন ও 
অত্যন্ত প্রেমের অধিকারী লোকের চোখ এড়িয়ে যেতে পারে না। ১] 
৯10৫ wll ৬৬ =< ইবনে তায়মিয়ার ঘটনাবলী আমাদেরকে 
বলে দেয় যে, তিনি ইয়াকীন ও মুশাহাদা লাভ করেছিলেন এবং তা তার ভেতর 
এক ধরনের বিচ্ছিন্নতা ও জোর-যবরদস্তি এবং এক প্রকার প্রতিনিধিত্ব ও 
গোলামীর (২১১৯-০১ ০১১1) অবস্থা সৃষ্টি করে দিয়েছিল। পেছনের 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ১৭৩ 
পৃষ্ঠাগুলোতে বলা হয়েছে, যখনি কোন মসলার ব্যাপারে সমস্যা দেখা দিত কিংবা 
কোন আয়াত বোঝার ক্ষেত্রে অসুবিধা হত তখনই তিনি বিজন কোন মসজিদে 
চলে যেতেন এবং মাটিতে কপাল-ঠেঁকিয়ে অনেকক্ষণ বলতে থাকতেন, ₹1 * ১. 
৮১৮৫৪ ₹১1১১। অর্থাৎ হে ইবরাহীম (আ)-এর শিক্ষক! আমাকে তুমি 
বুঝবার ক্ষমতা দাও ।৯ 

ইমাম যাহবী বলেন ঃ 
- 4৫৬১ ৯১১৫৬ 4১৮৯০০14101 ভা 41১০ ১171 
জানাতে এবং তারই দিকে তাওয়াজ্ছুহ তথা গভীর মনোনিবেশ করতে আমি 
আর কাউকে দেখিনি । 
তিনি [ইবনে তায়মিয়া (র)] বলেন ঃ 
০১১১ ৮৩৯ 4৪151 ASH 31 ৮১৯ Al ৬1৮৮০ 4111 isi li se 
- | ৮5 JSS ৬৯১৪৩ jail 
কোন সময় কোন সমস্যার জট খুলতে আমি যখন হিমশিম খাই অথবা 
কোন ব্যাপারে যখন সমস্যার মাঝে নিক্ষিপ্ত হই তথা কঠিন সংকট দেখা 
দেয়, আমি তখন এক হাজার বার আস্তাগফিরুল্লাহ পাঠ করি কিংবা এর 
কম-বেশী। এর পর সমস্যার জট খুলে যায়, কেটে যায় সংকট, সমাধান হয় 
সব সমস্যার । 
এমতাবস্থায় সভা-সমাবেশ ও হাট-বাজারের হৈ-হট্টগোল তার ক্ষেত্রে কোন 
ব্যাঘাত সৃষ্টি করত না। তিনি বলেন ঃ 
২:২৮০১০191 ১৯।। ১৯৮৮%। gf Gd ভে DIS 3১৬৩৪ 
- ৬১৪৮০ JOU ST od! ১৮৬৯০ 313 95511 ০০ SUS ৬১৬১০ 
এমনতরো অবস্থায় আমি বাজারে যাই কিংবা মসজিদে থাকি অথবা কোন 
গলিতে কিংবা মাদরাসায় অবস্থান করি, আমার যিক্র ও তওবা ইস্তিগফারে 
এ সব আর প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে না। আমি আমার কাজে মগু 
থাকি যতক্ষণ পর্যন্ত না আমি মকসূদ হাসিল করতে সক্ষম হই ।২ 
১. আল-উকুদু'দ-দুরিয়্যা, পৃ. ৬। 
২. আল-কাওয়াকিবু'দ -দুরিয়্যা, পৃ. ১৪৫। 


www.almodina.com 


১৭৪ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 

এই ইয়াকীন ও গোলামীর স্বাদ (০১১৬০ 353) যখন সৃষ্টি হয়ে যায় এবং 
মানুষের প্রতিটি পরতে পরতে তা ছড়িয়ে পড়ে তখন মানুষের মাঝে তার 
অসহায়ত্ব, দীনতা-হীনতা, স্বীয় নিঃস্কতার এমন অনুভূতি সৃষ্টি হয়ে যায় যে; সে 
আল্লাহ্‌র শাহী আস্তানায় ভিক্ষার পাত্র নিয়ে দাড়িয়ে যায় এবং আল্লাহ্‌র অনুগ্রহ ও 
রহমতের ভিক্ষা চাইতে থাকে । এ সময় তার শিরা-উপশিরা ও প্রতিটি লোমকৃপ 
থেকে এই আওয়াজ নির্গত হয় ৪ 
৬১ 2৬১ ০৮০৯ US ৬০ জগ ১০ ১০০) কট i 

- ৯১ 2১৮৯১: ০৮০১৯ ০০৪) ৮০ 43১১০ 0০52 55 


ইবনে তায়মিয়া (র)-র অবস্থা থেকে মনে হয়, তিনি এই দারিদ্র্য-সম্পদ ও 
বিনয়ের সম্মান লাভে ধন্য ছিলেন। ইবনে কায়্যিম (র) বলেন, “আমি এ সম্পর্কে 
শায়খুল ইসলাম ইবনে তায়মিয়া (র)-এর এমনতরো অবস্থা দেখেছি যা আর 
কারো কাছে দেখতে পাইনি । তিনি (ইবনে তায়মিয়া) বলতেন £ আমার কাছেও 
কিছু নেই, আমার ভেতরও কিছু নেই।” অধিকাংশ সময় তিনি এই কবিতাটি 


আবৃত্তি করতেন ঃ 
- ৪৯৯৩ ৬৪ IS 13৫৯৩- SSL LI SLI Ul 
আমি তোমার দুয়ারের ভিখারী, তোমার দরজার ভিখারী আমি । আর আমি 
নতুন কিংবা অপরিচিত ভিখারী নই; আমরা পুরুষানুক্রমে তোমার দয়ার ভিখারী, 
আমার বাপ ও দাদাও এই ভিখারীই ছিলেন। 


ইবাদতের স্বাদ ও মগ্নতা 

ইবাদতের স্বাদ ও এর মাঝে মগ্রতা ততক্ষণ পর্যন্ত আসতে পারে না যতক্ষণ 
পর্যন্ত না মানুষ তার মিষ্টতা ও এর প্রকৃত স্বাদ পাবে এবং যতক্ষণ পর্যন্ত না এ 
তার ব্যথার মলম, মনের খোরাক ও আত্মার শক্তিতে পরিণত হয় এবং এর 
আসন 5$/.০| ৮৪ ৮১১০ ১১3 ১1৯ (সালাতকে আমার চক্ষু শীতলকারী 
বানানো হয়েছে) এবং 1১১ ৮১৯১। (হে বিলাল! সালাতের আযান ও ইকামত 
দ্বারা আমাকে আরাম দাও) দ্বারা সম্বন্ধ বা যোগসূত্র কায়েম করা না হবে। ইবনে 
তায়মিয়া (র)-র সমসাময়িক লোকেরা ও তার অবস্থা সম্পর্কে যারা জানতেন, 
তারা সাক্ষ্য দেন, তিনি এই জাগ্রত সম্পদ লাভ করেছিলেন এবং তার নির্জনতা, 
মুনাজাত ও নফল “ইবাদত-বন্দেগীর প্রতি বিশেষ আকর্ষণ ছিল । এ ব্যাপারে 
তিনি অত্যন্ত বেশী রকমের নিবিষ্টচিত্ত ছিলেন । আল-কাওয়াকিবু"দ-দুররিয়া গ্রন্থে 


বলা হয়েছে ৪ 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ১৭৫ 


৬৯ ser HS wlll ০০1১৮৯৮০418 ভাই US 
€1১১১ 1১১৫১ ১5511 SIA ৮০ 08515545211 ৮5০০০ 
১০১০ Lal ৬৬ ৯১1১ 9৮4৩ Ll Ll 1211 
- ৯১০০৩ ২০৩ Lm > ১১৮৮৯০1।৩ Al 
রাত্রে তিনি সকল লোক থেকে আলাদা অবস্থান করতেন । সে সময় একমাত্র 
আল্লাহ রাব্বুল-“আলামীনই তার সাথী হতেন। একাকী থাকতেন তিনি এবং 
সেই সঙ্গে করতেন অশ্রু বিসর্জন। সব সময় তিনি কুরআন শরীফ 
তিলাওয়াত করতে থাকতেন । দিনরাত বিভিন্ন নফল ইবাদত-বন্দেগীর মাঝে 

অতিবাহিত করতেন। যখন নামায শুরু করতেন, তার কাধ ও 

অঙ্গ-প্রত্যঙ্গাদি কাপতে থাকত, এমন কি ডাইনে-বামে স্পন্দিত ও শিহরিত 

হত!” 

এ ধরনের মন-মানসের অধিকারী ও রুচিসম্পন্ন মানুষের শক্তি ও প্রফুল্লুতা 
যিক্রে ইলাহী ও আল্লাহ্র ‘ইবাদত দ্বারাই কায়েম হয়। এ ক্ষেত্রে কোনরূপ 
পার্থক্য ঘটলে তার শক্তিই লোপ পেয়ে বসে এবং তিনি অনুভব করতে থাকেন, 
দিনটি তার উপবাসেই কাটল । ইবনে কায়্যিম (র) বলেন £ 
JE 1৮55৪ ৬০৯ 4906০ kh Vals mill ৬০০৩) SUSY 

-0৪1৯5 ০৮০৪5 554৯1) ১৩০৬ ১৯৮০ 151 53455 ০৬৬ ০15521১ 
ফজরের সালাত আদায়ের পর তিনি স্বস্থানেই বসে থাকতেন এবং বসে 
থাকতে থাকতেই বেলা বেড়ে যেত । কেউ জিজ্ঞেস করলে বলতেন ঃ এটাই 
আমার নাশতা । এই নাশতা গ্রহণ না করলে আমার শক্তিতে ভাটা পড়বে । 

শেষ পর্যন্ত আমার কর্মশক্তিই লোপ পাবে ।২ 

এই আগ্রহ ও ইহতিমামের ওপর আল্লাহ তাআলা দৃঢ়তা দান করেন এবং 
যিক্র-আযকার, “ইবাদত-বন্দেগী ও অপরাপর আমল অতঃপর তীর স্বভাবে 
পরিণত হয়ে যায়। ইমাম যাহবী লেখেন £ 

- ২2-৮৯৬ ২৮১০০ ৮১০ 55 5513 1531 4] 


তিনি বিশেষ বিশেষ সময়ের আমল ও যিক্রসমূহ পাবন্দীর সঙ্গে আদায় 
করতেন এবং সর্বাবস্থায় অত্যন্ত যত্নের সাথে তা আদায় করতেন ।৩ 


১. আল-কাওয়াকিব, পৃ. ১৫৬। 


২. আর-রা"দুল-ওয়াফির, পৃ. ৩৬ 
৩. এ, পৃ. ১৮। 


www.almodina.com 


১৭৬ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 
যুহদ ও নির্জনতা অবলম্বন এবং দুনিয়ার প্রতি অবজ্ঞা প্রদর্শন 
যুহদ ও দুনিয়ার প্রতি অবজ্ঞার সত্যিকার অবস্থা ততক্ষণ পর্যন্ত সৃষ্টি হতে 
পারে না যতক্ষণ পর্যন্ত না দুনিয়ার হাকীকত পরিপূর্ণভাবে উদ্ভাসিত এবং ৷ 
1৯১৯ ৬৫ ৮১৯১) ১1১4 (আর পারলৌকিক জীবনই তো প্রকৃত জীবন) 
ও ৮৪ ১1১১৯ < ১১০ (০ (আর যা আল্লাহ্র নিকট তাই উত্তম ও 
স্থায়ী)-এর অবস্থা পুরোপুরি ছেয়ে যায় এবং এই নিশ্চিত বিশ্বাস (ইয়াকীন) ও 
বিশুদ্ধ মা'রিফত আল্লাহ্র সঙ্গে সম্পর্ক ব্যতিরেকে সম্ভব নয়। তার 
সমসাময়িকগণ তার যুহদ, নির্জনতা (+১১৯-) ও দারিদ্র্য অবলম্বনের কথা নানা 
জায়গায় উল্লেখ করেছেন। তার সহপাঠী ও সমসাময়িক কালের একজন বিশিষ্ট 
মনীষী শায়খ “আলামুদ্দীন আল-বারযালী (মৃ, ৭৩৮ হি.) বলেন £ 
১ 4৪413 i ১৮71 ৩১ ১৮৯৩ ২8০১৮ es 
- 41০ 4১ mils 
শুরু থেকে শেষ পর্যন্ত তার [ইবনে তায়মিয়া (র)-র] অবস্থা একই রকম 
ছিল, আর তা হল, তিনি দারিদ্র্যকেই সর্বদা অগ্রাধিকার দিয়েছেন । দুনিয়ার 
সাথে নামকাওয়ান্তে অর্থাৎ যতটুকু না হলেই নয় ততটুকুই মাত্র সম্পর্কে 
রেখেছিলেন, আর যেটুকু পেয়েছেন তাও ফিরিয়ে দিয়েছেন ।৯ 
কারোর অবস্থা যখন এমন হয় এবং আল্লাহ্‌ তা'আলা যাকে মনের দিক দিয়ে 
সম্পদশালী করেন তখন রোম ও পারস্য সম্রাটের বিশাল সাম্রাজ্যও তার নিকট 
তুচ্ছাতিতুচ্ছ মনে হয়। এর প্রতি চোখ তুলে চাওয়াকেও সে গোনাহ এবং 
আল্লাহ্র নে*মতের না-শোকরী মনে করে । সে সময় আত্মহারা হয়ে সে বলতে 
থাকে ঃ 
- ১১১ ১০০৮৬ ১০৪০০ ১১৯ 1১ ৩১ 
০১৮০১ ০৮৯4০০৪১৬৯৯ ১৪৯ ৩৯ 
-1২১৮ 45 ৮১৩ ১ ১১ ৯৪৪ ৮১১ 31 
-১ ৮৮৯১ ১৮০০৬ ৯1১21 mol 
তার এই উচ্চ মর্যাদাসন সম্পর্কে যারা জানত না তারা তার সম্বন্ধে ভুল 
ধারণা করত যে, তিনি সাম্রাজ্যের ওপর লোভাতুর দৃষ্টি নিয়ে তাকান । আর তিনি 
তাদের এই অজ্ঞতা ও অরুচির ওপর মাতম করেন এই ভেবে যে, এই চিরন্তন 
সম্পদ লাভের পরও কি এই ধ্বংসশীল রাজ্য ও রাজত্বের দিকে কেউ চোখ তুলে 
চাইতে পারে? ইবনে তায়মিয়া (র)-র অবস্থা ছিল এই । আল-মালিকু'ন-নাসির 
১. আর-রাদ্দু'ল-ওয়াফির, পূ. ৬৫ । 
* অর্থ পরিশিষ্টে দেখুন 


www.almodina.com 


সংগ্ামী সাধকদের ইতিহাস ১৭৭ 


একবার তাকে বলেছিলেন 8 আমি শুনেছি, বহু লোক আপনার অনুগত হয়ে গেছে 
এবং আপনি সাম্রাজ্য কজা করার কথা ভাবছেন । শায়খ (র) অত্যন্ত প্রশান্তির 
সঙ্গে যা উপস্থিত সকলেই শুনেছিল, উত্তর দিয়েছিলেন ৪ 
৮৯১০ ৩৮০৪ ২ ০৯) ৬৮০৩ 454 | 41113 ৫ 1১ ০৮৪। ৮০। 
5০6৩ 
এমন কাজ আমি করব? আল্লাহ্র কসম! আপনার ও তাতারী মোগলদের 
মিলিত সাম্রাজ্যের দাম আমার কাছে এক পয়সাও নয় ।৯ 


বদান্যতা এবং নিজের তুলনায় অপরকে শ্রেষ্ঠত্ব ও অগ্রাধিকার দান 


আল্লাহ্‌ওয়ালা ও নবী চরিত্রের উত্তরাধিকারপ্রাপ্তদের বিশেষ গুণ হল বদান্যতা 
ও নিজের তুলনায় অপরকে শ্রেষ্ঠত্ব ও অগ্রাধিকার দান। ইবনে কায়্যিম (র) 
তদীয় ১1১1১ গ্রন্থে ১১.১|। সূরার তাফসীরে লিখেছেন, বক্ষ সম্প্রসারণের 
সম্পদ এবং ঈমান ও য়াকীনের পরিণাম ফল হ'ল বদান্যতা এবং নিজের তুলনায় 
অপরকে শ্রেষ্ঠত্ব ও অগ্রাধিকার প্রদান । সেজন্য যে এই সম্পদের কিছুমাত্রও লাভ 
করবে বদান্যতা ও আত্মোৎসর্গ হবে তার চিহৃ । শায়খু'ল-ইসলাম (র)-এর 
সমসাময়িকগণ ও তার বন্ধু-বান্ধব তার বদান্যতার কথা অকুণ্ঠ চিত্তে স্বীকার 
করেছেন এবং শত মুখে তার প্রশংসা করেছেন। “আল-কাওয়াকিবু"দ-দুর্রিয়া' 
গ্রন্থে বলা হয়েছে, || ৫ ২,১১১ ১১11 ৮৮৯০১1১৬৯১৯ ৯৯৪ 
অর্থাৎ তিনি এমন কতিপয় দানশীল লোকের অন্যতম যাদের খ্যাতি 
প্রবাদ বাক্যে পরিণত হয়েছে ।২ তার সমসাময়িক আল-হাফিজ ইবনে ফাদলুল্লাহ 
আল-“উমারী তার বদান্যতার নিম্নরূপ বর্ণনা দিয়েছেন ঃ 
০৯1১ ২৯৯11) AMI ০০ ১১৮৮১৪। ১১5৮1) 4550০ ০৪৮৪ 
Jal ১১০ assy a2 এএ১ কীনা ১০০৭ ৮৮৮১৪ og 
১1 4১৯2১ 4১42] 31 ৮১১০ 4১১ ১৯৮১ ১ Gass ভা ২৯৮৭) 
তার নিকট রাশিকৃত স্বর্ণ-রৌপ্য, উন্নত জাতের ঘোড়া, চতুষ্পদ জন্তু, স্থাবর 
সম্পত্তি ও মালামাল এলে তিনি সব কিছুই অপর কাউকে দিয়ে দিতেন 
কিংবা অভাবী লোকদের কাছে রেখে দিতেন। কেবল কাউকে কিছু দিতে 
কাউকে দেবার জন্যই রাখতেন ।৩ হলেই তিনি সেখান থেকে নিতেন এবং 
কিছু রাখতে হলে তাও পরবর্তীতে ৷ 
ঠআদ_কাওাকিরুদুরি পৃ. ১৬৬। 
২. আল-কাওয়াকিবু'দ-দুরিয়া, পৃ. ১৪৬ । ৩. এ, পৃ. ১৫৮ । 
৩. 
সাধক (২য়)-১২ 


www.almodina.com 


১৭৮ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 
তার বদান্যতা এত দূর গিয়ে পৌছেছিল যে, যখন দেবার মত কিছু থাকত 

না, তখন শরীরের কাপড় খুলেই দিয়ে দিতেন। 

২১ ০/-৯০৯ ৭১৮০১ ০৯৮০ ৫১১ 028 লী রী 91 ভা ৩৯৪৯ 9৪ 

ET 
তিনি অকাতরে দান করতেন । যখন দেবার মত কিছু থাকত না তখন 
নিজের কোন পরিধেয় কাপড়ই তাকে দিয়ে দিতেন এবং দরিদ্র ও অভাবী 
লোকদের প্রয়োজন মেটাতেন।* 

৬০4415০১৬০৬ ৩৮১৪৮1৩৮০৪০) 4০৬৪ Lai, IS 
খাবারের ভেতর থেকে একটা দু'টো রুটি তিনি বাচিয়ে রাখতেন এবং 
নিজের প্রয়োজন উপেক্ষা করে অন্যকে তা দিয়ে দিতেন ।২ 
নিজের মুকাবিলায় অপরকে প্রাধান্য দান (১১21)-এর একটি নাযুক মকাম 

হল, মানুষ তার শক্র ও প্রতিপক্ষের সাথে উদার ও খোলা মন নিয়ে বরং ক্ষমা ও 

অনুগ্রহ এবং এর চেয়েও অগ্রসর হয়ে দু'আ ও কল্যাণ কামনা নিয়ে মিশবে। এই 

মকাম কেবল তারাই লাভ করতে পারে যারা আত্মন্তরিতা ও জৈবিক 
কামনা-বাসনাগুলোকে পিছে ফেলে বহু দূরে এগিয়ে গেছেন এবং যাদের ওপর 
আল্লাহ্র অনুগহরাজির এমন বর্ষণ হয়েছে, যারা শান্তি-সুখ এত বেশী পরিমাণে 

লাভ করেছেন যে, তারা এসব বিরোধিতাকে মুকাবিলায় অত্যন্ত তুচ্ছ ও 

উপেক্ষণীয় মনে করেন এবং যাদের ভেতর স্বীয় দুশমন ও বিরোধীদের জন্যও 

কল্যাণ কামনা ও সহানুভূতির প্রেরণা সৃষ্টি হয়। 

ওপরে বলা হয়েছে, ৭০৯ হিজরীতে যখন তিনি দ্বিতীয়বারের মত মুক্তি পান, 
তখন একদিন সুলতান তাকে একা পেয়ে তার নিকট সেসব কাষীর ব্যাপারে 
ফতওয়া নিতে চান যারা জাশনগীরকে সমর্থন ও সহযোগিতা যুগিয়েছিল এবং 
সুলতানের অপসারণ ও পদচ্যুতির পক্ষে ফতওয়া প্রদান করেছিল । সুলতান এও 
বলেছিলেন, এসব কাষী আপনার বিরুদ্ধেও হাঙ্গামা সৃষ্টি করেছিল এবং আপনাকে 
কষ্ট দিয়েছিল। এর উত্তরে ইবনে তায়মিয়া (র) সেসব লোকের প্রশংসা 
করেছিলেন, অত্যন্ত বলিষ্ঠ কণ্ঠে তাদের পক্ষে সুপারিশ করেছিলেন এবং তাদের 
হত্যা করা থেকে সুলতানকে নিবৃত্ত রাখেন। তার সবচেয়ে বড় প্রতিপক্ষ কাষী 

১. এ, পৃ. ১৫৭। 


২. আল-কাওয়াকিবু'দ-দুর্রিয়া, পৃ. ১৫৭। 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ১৭৯ 


ইবনে মাখলুফ মালিকীর এই উক্তিও পেছনে উদ্ধৃত করা হয়েছে, “আমরা ইবনে 
তায়মিয়ার মত উদার ও মহানচেতা আর কাউকে দেখিনি । আমরা সুলতানকে 
তার বিরুদ্ধে উত্তেজিত করেছি। কিন্তু 'তিনি যখন ক্ষমতা পেয়েছেন আমাদেরকে 
পরিষ্কার মাফ করে দিয়েছেন এবং উল্টো আমাদের পক্ষে ওকালতি করেছেন।” 


তার যোগ্য শাগরিদ ও সকল সময়ের সাথী হাফিজ ইবনে কায়্যিম বলেন ঃ 
তিনি শত্রুর জন্যও দু'আ করতেন । আমি তাদের একজনের বিরুদ্ধেও বদ দু'আ 
করতে দেখিনি। একদিন আমি তার সবচেয়ে বড় প্রতিপক্ষ ও এমন একজন 
মানুষের মৃত্যু খবর নিয়ে আসলাম, যে শত্রুতা সাধনে এবং যন্ত্রণা প্রদানে 
সকলের তুলনায় অগ্রগামী ছিল। তিনি আমাকে ধমক দিলেন ও আমার থেকে 
মুখ ফিরিয়ে নিলেন এবং "ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজি“উন' পড়লেন। 
অতঃপর তৎক্ষণাৎ তার বাড়ী গেলেন, তার মৃত্যুতে শোক প্রকাশ করলেন, 
সমবেদনা জানালেন এবং পরিবারের লোকদেরকে (সান্তনা দিয়ে) বললেন ঃ 
(তোমরা ভেবো না!) তিনি গেলেও আমি তো রয়েছি। তোমাদের যখন যা 
দরকার হবে আমাকে বলবে । আমি তোমাদেরকে এ ব্যাপারে সাহায্য করব। 
এভাবেই তিনি তাদের প্রতি সৌজন্য প্রদর্শন করেন এবং সান্ত্বনামূলক কথাবার্তা 
বলেন। এতে তারা খুবই প্রীত হয় এবং তাকে প্রাণ খুলে দু'আ করে। তারা খুব 
বিস্মিতও হয়। 

ক্ষমা ও সদয় ব্যবহার, শত্রু ও বিরোধীদের সাথে সন্নেহ-মমতার এই আসন 
আর্থিক কুরবানীর তুলনায় খুবই বুলন্দ এবং অগ্রবর্তী আসন (৮৪) । এটি সেই 
আসন যা সিদ্দীক ও বিশিষ্ট আওলিয়ায়ে কিরাম পেয়ে থাকেন । ইবনে তায়মিয়া 
(র) এই আসনে আসীন ছিলেন এবং এই আসনে সমাসীন কোন কবি ফারসী 
ভাষায় যা বলেছিলেন তাতে যেন তিনি ইবনে তায়মিয়া (র)-র অবস্থারই 
প্রতিধ্বনি করেছিলেন ৪ 

- Jb bl 331 ১১। ১৯৯১১০০1১৮০ Sn 
Jb ১৮১ ০১৯০ ১১1১৮১১1১৩০ 45 ১৬ 
- ১৮১৮১৭)। ১4১5১৯৮৩519 359] 45 ০৯ 

-১৮০১৮৯ = ৯৩০০১ tl SAS 
বিনয় ও স্বার্থলেশহীনতা 

বিনয় ও স্বার্থলেশহীনতা আল্লাহ্‌ওয়ালাদের বিশেষ গুণ ও সেই 
কামালিয়াতের মরতবা যা হাজারো কারামত থেকে বুলন্দ এবং হাজারো 
ফযীলতের তুলনায় শ্রেষ্ঠতর । এই আসন কেবল তখনই হাসিল হয় যখন মানুষর 
‘খুদী' তথা আমিত্ব লোপ পায় এবং আত্মার পরিপূর্ণ পরিশুদ্ধি (4:5) ঘটে । 
শায়খুল-ইসলাম (র)-এর জ্ঞানের পরিপূর্ণতা এবং ধর্মীয় ও জাগতিক ক্ষেত্রে 


www.almodina.com 


১৮০ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 
চরম মার্গে উন্নীত হবার সাথে সাথে এই কামালিয়াতও লাভ হয়েছিল৷ তার 
কথা থেকে বোঝা যায়, তিনি স্বার্থলেশহীনতা, সব কিছুই আল্লাহ্‌র ওয়াস্তে 
করবার মানসিকতা (১1), আত্মনিয়ন্ত্রণ ও নিজ সত্তার অস্বীকৃতির উচ্চতম. 
দরজায় উপনীত হয়েছিলেন । ইবনে কায়্যিম (র) বলেন, তিনি অধিকাংশ সময় 
বলতেন £ * ৮১ ৮১১১ ৮৮১ ৮১০২৪ 5৬১৭ ৬৮5 কেউ তার মুখের ওপর 
প্রশংসা করলে তিনি বলতেন $ 
১৬১ Subang Sad 3 JS ৬০১১ 5০৯) ৩3) A 51 41015 
88881 
আল্লাহর কসম! আমি আজ পর্যন্ত বরাবর আমার ইসলামের তাজদীদ 
(নবায়ন) করে আসছি এবং এখন পর্যন্ত আমি বলতে পারি না, আমি 
পরিপূর্ণরূপে মুসলমান ৷ 
কখনো কেউ তা'রীফ করলে তিনি এও বলতেন £ ৯১3 5৬ ৯) LU! 
২1১১ আমি মুসলিম উম্মাহর একজন নগণ্য সদস্যমাত্র; তখ্ত-তাজের কেউ 
নই।২ 
স্বার্থলেশহীনতা ও গোলামীর এই দর্জায় পৌছে মানুষের এই অবস্থা হয়ে 
যায় যে, তার নিজের কারুর ওপর কোন হক আছে বলে মনে করেন না। তিনি 
তার দাবীও করেন না, কারোর বিরুদ্ধে তার কোন অভিযোগও থাকে না। 
কারোর থেকে তিনি প্রতিশোধও গ্রহণ করেন না। আল্লাহ্‌ তা'আলা তাকে [ইবনে 
তায়মিয়া (র)-কে] সেই আসনেই পৌছে দিয়েছিলেন। ইবনে কায়্যিম (র) 
বলেনঃ 
Sl ১৪১ ay) Ul mais ol ৮১১০১ Et ১১ 
311১151৮৬১১ 1০ 41 ১4১০০ 33০৪৯ Al ৬15 41০১১ 
- ১১৮০৪১৩৮4৮৮ ৮১৮০৪ 
আমি শায়খু'ল-ইসলাম ইবনে তায়মিয়া (আল্লাহ্‌ তার রূহ্‌কে পবিত্র 
রাখুন)-র মুখে শুনেছি, তিনি বলতেন £ “আরিফ ব্যক্তি কারো ওপর কোন 
হক আছে বলে মনে করেন না এবং কারোর ওপর তার কোন ফযীলত 
(মর্যাদা, শ্রেষ্ঠত্ব) আছে বলেও মনে করেন না। আর এজন্যই তিনি কাউকে 
অভিযুক্ত করেন না, কারোর নিকট চান না বা দাবী করেন না কিংবা কাউকে 
মারধোরও করেন না।৩ 
১. মাদারিজু'স-সালিকীন, ১ম খণ্ড, পৃ. ৬৯৬। 


২. আল-কাওয়াকিবু'দ-দুরিয়া, পৃ. ১৬৪ । 
৩. মাদারিজু'স-সালিকীন, ১ম খণ্ড, পৃ. ৪৯৬৩, পৃ. ৪৯৬। 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ১৮১ 


তার অবস্থা সম্পর্কে যিনি জানেন কেবল তিনিই বুঝবেন একথা বলে 
প্রকারান্তরে তিনি তার নিজের অবস্থাই বর্ণনা করেছেন। 
প্রশান্তি ও আনন্দ 
এই ঈমান, ইয়াকীন ও আল্লাহ্‌ তা'আলার সঙ্গে এই নির্ভেজাল সম্পর্ক, সৃষ্টি 
জগত থেকে পরিত্রাণ, চিত্তের মুক্তি ও সম্পর্কহীনতার পর মানুষের এমন প্রশান্তি 
ও আনন্দ লাভ ঘটে যে, এই জীবনেই সে জান্নাতী সুখ ও স্বাদ পেতে থাকে । 
শায়খু'ল-ইসলাম (র) [ইবনে কায়্যিম বর্ণিত] স্বয়ং একবার বলেছিলেন ঃ 
- ৯১৯১১ ২৯ ০৯৯ ৮185 171 ০৮ 0০41 ভা ও। 
(মুমিনের জন্য) দুনিয়াতেই এমন এক জান্নাত (বেহেশত) রয়েছে, যে 
এখানে প্রবেশ করেনি সে পরকালীন জান্নাতেও প্রবেশ করবে না।৯ 
চক্ষুম্মান লোকেরা জানেন, আল্লাহ্‌ তা'আলা কখনো কখনো তার মুখলিস 
(নিষ্ঠাবান, অকপট) বান্দাদেরকে এই জীবনেই ১১) +৫:/০ ২৪৬৯১ 
০৯১১৯১ -এর সম্পদ দান করেন এবং বান্দা এর নমুনা (দুনিয়ার বিস্তৃতির 
পরিমাণ মাফিক) এখানেও দেখে নেন। শায়খু'ল ইসলাম (র) ও তার 
বন্ধু-বান্ধবদের বিবরণ থেকে জানা যায়, তিনি এই সম্পদ লাভ করেছিলেন । স্বয়ং 
একবার উত্তেজিত হয়ে তিনি বলেছিলেন ঃ 
৯১ 1 ৮৬১২০ ৮৮৪ ৮১৮১৪ ভাঁলী 917 ভাই 2851 ৮১০৪৮ 
- ৮৮১৪)৮০১ ডিও SH 
দুশমন আমার কি করবে? আমার জান্নাত, আমার বেহেশতী বাগিচা আমার 
বক্ষে; যেখানেই যাই কিংবা থাকি না কেন, তা আমার সাথেই থাকবে ।২ 
এই প্রশান্তি ও তুষ্টির সম্পর্ক জীবতকালে এবং মৃত্যু-পরবর্তীতে তার সাথেই 
থেকেছে । ইবনে কায়্যিম (র) লিখেছেনঃ একবার আমি তাকে স্বপ্নে দেখলাম । 
আমি কতকগুলো মন্দ কাজ সম্পর্কে তার সাথে আলোচনা করলাম । এতে তিনি 
বললেনঃ $ 
- Isl cA ALIN 
ভাই! আমার সম্বন্ধ তো আনন্দ ও প্রফুল্লতার সঙ্গে ।৩ 
১. আর-রাদ্দু'ল-ওয়াফির, পৃ. ৩৬। 


২. আল-ওয়াবিল আস-সায়্যিব, পু. ৬৬। 
৩. ইগাছাতু'ল-হিফান। 


www.almodina.com 


১৮২ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 
ইবনে কায়্যিম বলেন ৪ 
4425১০৬১১১৮ de 41১ um Sl AU ০০১৮ 15 
- ৭41৮০ «le 
তার জীবনে এই অবস্থাই বর্তমান ছিল। তীর চেহারায় সর্বদাই খুশীর 
আমেজ থাকত ও তাকে সর্বদাই আনন্দ-উৎফুল্প দেখা যেত এবং তার সব 
কিছুর ভেতর এটাই ফুটে উঠত ।* 
সুন্নাহ্‌র পূর্ণ আনুগত্য ও অনুসরণ 
এই আসন (কবুলিয়াত ও সিদ্দীকিয়াত)-এর প্রারন্ত হয় সুন্নাহর আনুগত্য ও 
অনুসরণ থেকে এবং এর শেষও হয় সুন্নাহর পরিপূর্ণ আনুগত্য ও অনুসরণের 
ওপর । হাদীস ও সুন্নাহ্‌র সঙ্গে ইবনে তায়মিয়া (র)-র নিবিড় সম্বন্ধ ও ঘনিষ্ঠতা 
তার বিরোধীরাও স্বীকার করেন। কিন্তু তার এই নিবিড় সম্বন্ধ ও ঘনিষ্ঠতা কেবল 
জ্ঞানগত ও দৃষ্টি ক্ষেপণের মধ্যেই ছিল না, কার্যত ও বাহ্যিকভাবেও ছিল। তার 
সমসাময়িক সকলেই সাক্ষ্য দেন, রিসালাতের মকাম বা আসনের যেমন আদব ও 
সম্মান এবং সুন্নাহ্‌র আনুগত্য ও অনুসরণের যেমন সযত্ু প্রয়াস ইবনে তায়মিয়া 
(র)-র এখানে দেখতে পেয়েছি, আর কারুর কাছে তা দেখতে পাইনি । হাফিজ 
সিরাজুদ্দীন আল-বায্যার কসম খেয়ে বলেন ঃ 
Ms 42154441৮০০ 441 ০৬০৭ ৮৮85 ls ৪১ ৮০ 40138 
- 4১০ 4০ ০৮৯৮০ ১০৯১৩ 4০051 ভা ০৯৯ ২৩ 
আল্লাহ্‌র কসম! আমি রসূলুল্লাহ (সা)-এর এত আদব ও এত ভক্তি-সম্মান 
প্রদর্শনকারী, তার আনুগত্য ও অনুসরণকারী এবং তার আনীত দীনের 
সাহায্য করতে আগ্রহী ইবনে তায়মিয়ার চেয়ে বেশী আর কাউকে দেখিনি ।২ 
এই জিনিসটি তার ওপর এত অধিক প্রবল এবং তার জীবনে এত বেশী 
উজ্জ্বলরূপে প্রতিভাত ছিল যে, দর্শকের মন তা দেখামাত্রই সাক্ষ্য দিত, পরিপূর্ণ 
আনুগত্য অনুসরণ ও সুন্নাহ্‌র প্রতি প্রগাঢ় প্রেম ও ভালবাসা একেই বলে। 
আল্লামা “ইমাদুদ্দীন আল-ওয়াসিতী বলেন ঃ 
৭11৪| ১১ ৮৫১০৪ 5১:০৭ ৬১০০০ ৩০1৬৬ 0১০৯৪ Alsi 
£ ৮5১1৯ 1১৯ ১। চে] ১1941 4৪১৪ ০৯০৭) ৮৯৪। 41৮51 


- 4-9১9৮৯ 


১. মাদারিজু'স-সালিকীন। 
২. আল-কাওয়াকিবু'দ-দুরিয়া, পৃ. ১৪৯। 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ১৮৩ 
আমরা আমাদের যুগে একমাত্র ইবনে তায়মিয়াকেই পেয়েছি, যার জীবনে 
নবৃওতে মুহাম্মদীর নূর এবং যাঁর কথায় ও কাজে সুন্নাহর আনুগত্য ও 
অনুসরণ স্পষ্ট প্রতীয়মান ছিল । সুস্থ মন-মানস এ কথার সাক্ষ্য দিত, প্রকৃত 
আনুগত্য ও পরিপূর্ণ অনুসরণ একেই বলে ।৯ 


সত্যবাদী পুণ্যাত্বাগণের মধ্যে জনপ্রিয়তা ও সমকালীন 
উলামায়ে কিরামের সাক্ষ্য 


বিরাট এক দঙ্গল জনতা কোন ব্যক্তির যতই তা'রীফ কিংবা প্রশংসা করুক, 
আল্লাহ্‌র দরবারে তা তার মকবুল হবার এবং তার দৃঢ়তা ও উচ্চ মরতবার দলীল 
নয়, বরং দলীল তখনই হবে যখন সে যুগের পুণ্যাত্বা ও দৃঢ়চেতা বুযুর্গ ও 
জ্ঞানী-গুণী ও দূরদর্শী ব্যক্তিদের সাক্ষ্য ও প্রশংসা এর সাথে যুক্ত হবে । অধিকন্তু 
তার অনুসারী, তার ভালবাসার ও সম্পর্কিত জন এবং তার সঙ্গে ওঠা-বসাকারী 
ব্যক্তিবর্গের ভেতর সদুপদেশ ও ন্যায়নীতি, শুভ ধারণা, তাকওয়া তথা আল্লাহ্‌ 
ভীতি ও সতর্কতা এবং পরকালের ভয়-ভীতি ও চিন্তা পাওয়া যাবে। তিনি স্বীয় 
যুগের লোকদের থেকে দীনদারী এবং সোজা-সরল ও মধ্যম পন্থা অনুসরণের 
ক্ষেত্রে বিশিষ্ট হবেন । ইবনে তায়মিয়া (রা)-র ব্যাপার ছিল এই যে, সে যুগের 
বিশিষ্টতম পুণ্যাত্মা ও জ্ঞানী-গুণিগণ তার মর্যাদা, শ্রেষ্ঠতু ও তার “আকীদার 
বিশুদ্ধতা ও সুস্থতার সমর্থন করতেন, স্বীকৃতি দিতেন এবং অকুণ্ঠ চিত্তে তার 
প্রশংসা করতেন। তার বিরোধীদের ভেতর বিরাট সংখ্যক ছিলেন সরকারের 
কাছের লোক ও দুনিয়া পূজারী যারা পদমর্যাদার প্রতি লোভাতুর এবং সম্পদ ও 
সম্মানের আকাজ্্ী ছিল ।২ “কাওয়াকিব' প্রণেতা লিখছেন ঃ 
১১1 4৯ ০ ৮0৮০১৪/ 4০১০৯১ Bll al ০০৩ IMG 
২... 113 ৩৩11 ১১ ale Sl ০ ০০195 31 diye et 
৩০ AlN ৪4213 পলি ২78৮115১১৯১ ৮4৮০৩ 
«ili sis ELIE Sa Mle ১৪১৩৮ ০৮৮৬২। ০৩ Leis) 
oS AL MSI 292 
-plcl 41115 2৮3 
লোকে বলে, যিনিই কিছুটা চিন্তা-ভাবনা করবেন তিনিই দেখতে পাবেন, যে 
ভেতর কুরআন-সুন্নাহ্র সর্বাধিক অনুসরণকারী, আখিরাত তথা পারলৌকিক 


১. জালা'উ'ল-*আয়নায়ন, পৃ. ৮। 
২. এর ভেতর তারা ব্যতিক্রম. যারা কোন ভুল ধারণার বশবর্তী হয়ে কিংবা জ্ঞান ও নীতিগত প্রশ্নে 
_ তার বিরোধিতা করেছিলেন । 2! ১০ ৯৯ 45931 ৯৮০ ০৮১ 


www.almodina.com 


১৮৪ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 

জীবন কামনায় মশগুল, এর প্রতি সর্বাধিক লোভী, পার্থিব জগতের প্রতি 
নিস্পৃহ ও উপেক্ষ এবং এর দিকে অমনোযোগী দৃষ্টিগোচর হবে । এর 
বিপরীতে যাদেরকে তার বিরোধিতায় দেখা যায় -দেখা যাবে তারা 
দুনিয়ালোভী, লোভী, রিয়াকার তথা প্রদর্শনীসর্বস্ব এবং খ্যাতি ও শোহরত 
লাভের আকাজক্ষী । আল্লাহই ভাল জানেন ।৯ 
আল্লামা যাহবীর এ কথাও বিস্মৃত হবার মত নয় 8 

- 441%৮55413 42০ se ৬৬৪৭) ০৯। ৮315 > 
সুন্নাহ্‌র সাহায্য ও সমর্থনের অপরাধে তাকে অনেক ভয়-ভীতি দেখানো 
হয়েছে, ধমক দেওয়া হয়েছে, এমনকি শেষ পর্যন্ত আল্লাহ্‌ তা'আলা তাকে 
সফলকাম ও সম্মানিত করেছেন এবং আল্লাহ্ভীরু লোকদের অন্তর মানসকে 
তার প্রতি ভালবাসা ও দু'আর জন্য সমবেত করে দিয়েছেন ।২ 


অন্তর্দৃষ্টি ও কারামত 

যদিও কাশ্ফ ও কারামত বুযুগী ও মকবূলিয়াতের অংশ নয়, এর দলীলও 
নয়। বিশেষজ্ঞগণ পরিষ্কার লিখেছেন যে, <! 355 3০5 yl 
“ইস্তিকামত তথা স্থৈৰ্য কারামতের উর্ধ্বে ।" আর এখন এই মসলা কোন 
আলোচনা-সমালোচনার মুখাপেক্ষী নয়। কিন্তু এও সত্য, আল্লাহ্‌ তা'আলা তার 
বহু মকবুল বান্দাহ্‌কে পুরস্কারস্বরূপ এই সম্পদও দান করে থাকেন এবং তাদের 
হাত কিংবা মুখ থেকে এমন সব ঘটনার প্রকাশ ঘটে যা তাদের মকবুলিয়াত ও 
শরদ্ধা-সম্মানের সহায়ক শক্তি ও চিহ্নসমূহের অন্তর্গত হয়ে থাকে । আহলে সুন্নত 
ওয়া'ল- জামা'আতের সর্বসম্মত মসলা হল, ০৮1531551১৫ অর্থাৎ 
“আওলিয়া-ই কিরামের কারামত সত্য” এবং কুরআন ও হাদীসে অনেক সাক্ষ্য 
ও ঘটনা আছে। স্বয়ং শায়খুল-ইসলাম (র)-এর গ্রন্থে এই মসলার তাকরীর ও 
এই হাকীকত তথা মূল তত্ত্বের প্রমাণ রয়েছে। 

এসব ঘটনার সাক্ষ্য যা কারামত ও অলৌকিক কর্ম হিসেবে সংঘটিত 
হয়েছে, তার ছাত্র, বন্ধু-বান্ধব ও সমসাময়িক লোকেরা দিয়েছেন এবং পরবর্তী 
লোকেরা স্বীকার করেছেন, এসব কারামত এত বেশী মশহুর ও এত অধিক 
সংখ্যায় বর্ণিত হয়েছে যে, তা অস্বীকার করা সম্ভব নয়। জামি' বুখারীর ভাষ্য 
“উমদাতু'ল-কারী প্রণেতা “আল্লামা “আয়নী 'তাকরীয আর-রাদ্দু'ল-ওয়াফির' 
নামক গ্রন্থে লিখছেন $ 
১. আল-কাওয়াকিবু'দ-দুর্রিয়া, পৃ. ১৬১। 
২. জালা'উ'ল-+আয়নায়ন, প. ৬। 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ১৮৫ 
Suid ০ 4১০ 55:8০ 0৬111 ভা৯ ১০৯৪ ২4১ ৮ ০০০১ lin, 
- ১০৮] ১৩১ 4১০ ০১৬১ ৮51০ Ul ১৮ ১৯৪ 
তীর (ইবনে তায়মিয়ার) জ্ঞানগত মর্যাদা, শ্রেষ্ঠত্ব ও কামালিয়াতসহ ইবনে 
তায়মিয়া থেকে এমন কারামতও প্রকাশ পেয়েছে যা বিরাট একদল লোক 
উদ্ধৃত করেছেন । আর এতে সন্দেহের কোন অবকাশ নেই ।৯ 
উল্লিখিত কারামতেরই একটি শাখা “সত্য অন্তর্দৃষ্টি («৪১৮০ ১১৪) যা 
মু'মিনশ্রেষ্ঠ (০১:১১ ৯১৫1) ও আওলিয়া-ই মুত্তাকীন ১55১/5!) তথা 
আল্লাহভীরু ওলীয়ে কামিলগণের হাসিল হয়ে থাকে । এই অন্ত্দৃষ্টির অত্যাশ্চর্য ও 
বিরল ঘটনাবলী এখানে উদ্ধৃত করা হচ্ছে। হাফিজ ইবনে কায়্যিম (র) 
“মাদারিজু'স-সালিকীন' ও অপরাপর গ্রন্থে এই অন্তর্দৃষ্টির বহু ঘটনার বিবরণ 
দিয়েছেন । মাদারিজু'স-সালিকীন গ্রন্থের এক স্থানে তিনি লিখছেন £ 
11 ৮53 2 lt ৮১০০১ । ৮2৮ ২১০1৬ ৩১ SIAL I 

- ৮১১১০ i ৮০১৮১০০০ Cl ৮০৪৩ ৩7৮51 ৮১০ sai 

আমি শায়খু'ল-ইসলামের অন্তর্দৃষ্টির অত্যাশ্চর্য ও বিরল সব ঘটনা পর্যবেক্ষণ 
করেছি এবং যেসব ঘটনা আমার পর্যবেক্ষণে আসে নি (বরং সেগুলো আমি 
বিশ্বস্ত লোকদের মুখ থেকে শুনেছি) সেগুলো আরও বিরাট আকারের । তার 
অন্তর্দষ্টির ঘটনাসমূহ লিপিবদ্ধ করতে হলে বিরাট ভল্যুমের দরকার ।২ 

ওয়াহদাতু'ল-ওয়াজুদ, ফানা’ ও বাকা’, মা'রিফত, কলবের ‘আমল প্রভৃতি 
মসলার ওপর তিনি যা কিছু লিখেছেন, তা থেকে বোঝা যায়, তিনি কার্যতও সে 
সব স্তর ও মনযিল অতিক্রম করেছিলেন এবং এই সিলসিলায় «15 5193! ও 
«৯ ১৯. ]| ৯৯ হাসিল করেছিলেন । তিনি যা কিছু বলতেন ও লিখতেন, তা 
কেবল সাধারণ মেধা ও জ্ঞানের শক্তিতে কিংবা কলমের জোরে নয়, বরং তার 
অভিজ্ঞতা ও পর্যবেক্ষণেরই ফল ছিল তা। এই সব মসলা ও আলোচনার ক্ষেত্রে 
তার বাণী, দর্শন ও তার ব্যাখ্যা-বিশ্লেষণ তত্ুজ্ঞ সুফী তাসাওউফ ও শাস্ত্রের 
মুজতাহিদদের (যেমন মাখদূম শায়খ শরফুদ্দীন ইয়াহ্‌য়া মুনায়রী ও ইমাম 
রব্বানী হযরত শায়খ আহমদ সিরাহিন্দীর) বাণী ও দর্শন (১১৫) ও 
ব্যাখ্যা-বিশ্লেষণের সঙ্গে মিলে যায় । 'রিসালাতু'ল'-“উবুদিয়াত' নামক পুস্তিকায় 
ফানা'-র বিভিন্ন কিসিম, এর বিভিন্ন মরতবা ও মকাম-এর বিস্তারিত বয়ান 
করতে গিয়ে লিখছেন £ 


১. আর-রাদ্দু'ল-ওয়াফির, পূ. ৮৯। 
১. মাদারিজুস-সালিকীন, ২য় খণ্ড, পৃ. ২৫০। 


www.almodina.com 


১৮৬ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 

ফানা' তিন প্রকার ঃ ফানা'-র একটি মকাম তাই, যা আম্বিয়া-ই কিরাম 
('আ) ও ওলীয়ে কামিলগণের হাসিল হয়ে থাকে । আরেকটি মকাম সেই সমস্ত 
ওলী ও পুণ্যাত্মার হাসিল হয়ে থাকে যারা কামালিয়াত ও তরক্কীর সেই দরজায় 
উপনীত হন না। একটি মকাম মুনাফিক, মুলহিদ (ধর্মদ্রোহী) ও সাদৃশ্যবাদীদের । 
প্রথম মকাম হল, আল্লাহ্‌ ব্যতিরেকে সব কিছুই সে এমনভাবে বিস্থৃত হবে যে, 
কেবল আল্লাহ্র জন্যই প্রেম-ভালবাসা ও আল্লাহরই জন্যই “ইবাদত-বন্দেগী, 
আল্লাহরই ওপর তাওয়াক্কুল বা ভরসা স্থাপন এবং কেবল আল্লাহ্রই কামনা 
অবশিষ্ট থাকবে । এর বাইরে আর কিছুর অস্তিত্ব থাকবে না। শায়খ বায়েষীদ 
বিস্তামীর কথিত এই উক্তি ১১১১০১। ১১১1১ তিনি যা চান একমাত্র তা ভিন্ন 
আর কিছুই আমি চাই না)-এর এই অর্থই গ্রহণ করা উচিত অর্থাৎ আল্লাহ্‌র 
ইচ্ছা ও অভিরুচিই একমাত্র আমার ইচ্ছা-অভিরুচি । আর এর দ্বারা ধর্মীয় 
ইচ্ছা-ইরাদা বোঝানোই আমার উদ্দেশ্য । বান্দাহ্‌র কামালিয়াত এটাই যে, তার 
ভেতর সেই ইচ্ছা-অভিরুচি, সেই প্রেম-ভালবাসা, সেই রেযামন্দীই ক্রিয়াশীল 
থাকবে যার ইরাদা আল্লাহ্‌ করবেন, তিনি যাতে রাযী হন এবং যা তিনি পছন্দ 
করেন। এর অর্থ সেই সব খোদায়ী আদেশ-নির্দেশ যার ভেতর বাধ্যতামূলক 
কিংবা ইচ্ছাধীন নির্দেশ থাকবে । এটাই ফেরেশ্তাকুল, আশ্বিয়া 
“আলায়হিমু'স-সালাম এবং সালিহীন বান্দাহ্‌দের মকাম । যার এই মকাম হাসিল 
হয়েছে তার “কাল্ব-ই সালীম' তথা বিশুদ্ধ অন্তঃকরণরূপ সম্পদ হাসিল 
হয়েছে (১১৬ ০13, 4111 ==! ১১1) ৷ উলামায়ে কিরাম এর এই তাফসীর 
করেছেন যে, বিশুদ্ধ অন্তঃকরণ গায়রুল্লাহ্র “ইবাদত-বন্দেগী কিংবা গায়রল্লাহ্‌র 
ইচ্ছা-অভিরুচি অথবা গায়রুল্লাহ্র প্রেম ও ভালবাসা থেকে পাক পবিত্র হবে। 
এর নাম ফানা' রাখা হোক অথবা না রাখা হোক, এটাই ইসলামের প্রারস্ত ও 
শেষ এবং এটাই দীনের গোপন ও প্রকাশ্য তত্ব । 


ফানা'র দ্বিতীয় প্রকার ছিল এই যে, আল্লাহ্‌ ভিন্ন অপর কিছুর পর্যবেক্ষণ 
থেকে একেবারেই মুক্ত ও বেপরোয়া হয়ে যাবে । এটি এমন একটি মকাম, বহু 
সালিক (অধ্যাত্ম পথের পথিক)- কে যার সম্মুবীন হতে হয়। তাদের কলবের 
যিক্র, “ইবাদত ও এঁশী প্রেমের দিকে আকর্ষণ এবং এমন প্রবল মোহ সৃষ্টি হয় 
যে, তাদের মন-মানস আল্লাহ ভিন্ন অপর কিছুর পর্যবেক্ষণের তাপ কিংবা শক্তি 
সইতে পারে না এবং স্বীয় লক্ষ্য ও উদ্দেশ্য ভিন্ন আর কিছু দেখতে পারে না। 
গায়রুল্লাহ্র তাদের দিলে ঠাই হয় না, এমন কি তার অনুভূতিটুকু পর্যন্ত অবশিষ্ট 
থাকে না। এই মকামে যেভাবে এই মোহ ও আকর্ষণের ভূমিকা রয়েছে ঠিক 
তেমনি কোন দরজায় তাদের মন-মানসের দুর্বলতারও ভূমিকা রয়েছে । কুরআন 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ১৮৭ 


9131 esi 55৮5 915 ৮53৮5 tll 
- ৮৮৪ ০৮০৮৭ 
“মুসা-জননীর হৃদয় অস্থির হয়ে পড়েছিল । আমি তার হৃদয়কে দৃঢ় করে না 
দিলে সে তার পরিচয় তো প্রকাশ করেই দিত ।' 
মুফাসসিরগণ এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেনঃ হযরত মূসা ('আ)-এর 
মার অন্তর-মানস হযরত মুসা (আ)-এর খেয়াল ও স্মরণ ছাড়া আর সব কিছু 
থেকেই মুক্ত হয়ে গিয়েছিল। এ ধরনের ব্যাপার সাধারণত সে সব লোকের 
ক্ষেত্রে দেখা যায় যাদের ওপর আকস্মিক কোন ভালবাসা কিংবা ভীতি অথবা 
প্রত্যাশার প্রভাব জেঁকে বসে । সে সময় তাদের অন্তর-মানস সেই বন্ধু কিংবা 
শত্রু অথবা বাঞ্ছিত জন ভিন্ন আর সব বস্তু থেকে মুক্ত ও খালি হয়ে যায় এবং 
কোন কোন সময় এই ভালবাসা কিংবা ভীতি অথবা যাজ্ঞাার ভেতর এমনভাবে 
ডুবে যায় যে, তা ছাড়া আর কোন কিছুর অনুভূতিটুকু পর্যন্ত থাকে না। এমন 
কোন লোকের ওপর যিনি ফানা'র এই মকামের ওপর অবস্থান করছেন যখন এই 
অবস্থার প্রভাব পরিপূর্ণরূপে জেঁকে বসে তখন তিনি উক্ত জেঁকে বসা অস্তিত্বের 
দরুন স্বয়ং নিজের অস্তিত্ব পর্যন্ত ভুলে যান। সেই “শুহুদ” (উপস্থিত, আধ্যাত্মিক 
উন্নতির সেই অবস্থান যেখানে সাধক তত্ত্বে মগ্ন হতে থাকেন)-এর উপস্থিতির 
প্রভাব এমনভাবে জেঁকে বসে যে, স্বয়ং তার নিজের “শুহুদ” থাকে না। সেই 
বর্ণিতের স্মরণ ও আলোচনার এমন প্রভাব জেঁকে বসে যে, নিজের চিন্তা-ভাবনা 
একেবারেই লোপ পেয়ে যায়। এক-এর মা'রিফত বা পরিচয় এমনভাবে ছেয়ে 
যায় যে, নিজের মা'রিফত বা পরিচয় আর অবশিষ্ট থাকে না। সে সময় সেই 
এক অস্তিত্ব ব্যতিরেকে সমস্ত উপস্থিত অস্তিত্ব তার দৃষ্টিতে অস্তিত্বহীন ও শূন্য 
হয়ে যায়। যার আল্লাহ তা'আলার ভালবাসা কিংবা মা'রিফতে এই মকাম লাভ 
ঘটে তার দৃষ্টিতে গোটা সৃষ্টিজগতই অস্তিত্বহীন ও শূন্য হয়ে যায়। যার আল্লাহ 
তাআলার ভালবাসা কিংবা মা'রিফতে এই মকাম লাভ ঘটে তার দৃষ্টিতে গোটা 
সৃষ্টিজগতই অস্তিত্বহীন ও ধ্বংসশীল দৃষ্টিগোচর হয় এবং কেবল আল্লাহ 
তা'আলার অস্তিত্বই অবশিষ্ট থেকে যায়। আর প্রকৃত ব্যাপার হল, এসব 
সৃষ্টিজগত প্রকৃত অর্থে অস্তিত্বহীন ও ধ্বংস হয় না, বরং সেই ব্যক্তির “শুহুদ” ও 
স্মরণ ধ্বংস ও অদৃশ্য হয়ে যায় এবং তিনি সে সবের বোধ ও “শুহুদ’ থেকে ধ্বংস 
হয়ে যান। যখন এই জিনিসের প্রাধান্য হয়ে যায় এবং বন্ধুর ভেতর এমন দুর্বলতা 
সৃষ্টি হয়ে যায় যে, তার ভাল-মন্দ কিংবা ন্যায়-অন্যায়ের পার্থক্য তথা বিবেচনা 
শক্তি লোপ পেতে বসে, তখন কোন কোন সময় তিনি নিজেকেই প্রকৃত (৩০) 
বন্ধু মনে করতে থাকেন । গল্পচ্ছলে বলা হয়, একবার এক লোক নদীতে লাফিয়ে 
পড়ে । তার প্রেমিক দাড়িয়ে দেখছিল । সেও তার পেছনে নদীর ভেতর লাফিয়ে 


www.almodina.com 


১৮৮ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 

পড়ল। বন্ধু বলল £ আমি তো নদীতে লাফিয়ে পড়েছিলাম । তুমি কেন আমার 
পেছনে লাফিয়ে পড়লে? সে বলল £ তোমার ভালবাসা আমার বুদ্ধি-বিভ্রম 
ঘটিয়েছিল। আমার কোন হুশ ছিল না, এমন কি আমার মনে হয়েছে যে, তুমি 
আর আমি একই । 


এই মকামে পৌছে অনেক লোকেরই পা পিছলে গেছে। তারা মনে করেছে, 
এই হচ্ছে “ইত্তিহাদ” বা (স্রষ্টা ও সৃষ্টির) মিলন এবং প্রেমিক প্রেমাস্পদের সঙ্গে 
মিলে এক হয়ে যায়, এমন কি তাদের আসল অস্তিত্বের কোন পার্থক্যই আর 
অবশিষ্ট থাকে না। এ ধারণা একেবারেই অমূলক ও ভ্রান্ত । সৃষ্টার সঙ্গে কোন 
বস্তুই মিলে-মিশে এক হতে পারে না, বরং ঘটনা হলো, কোন বস্তুই কোন বস্তুর 
সঙ্গে মিলে এক হতে পারে না। দু'টি বস্তুর মধ্যে পরিপূর্ণ মিলন কেবল তখনই 
হতে পারে যখন সেই দু'টি বস্তু বদলে যায় অথবা নষ্ট হয় কিংবা তাদের মিলনে 
তৃতীয় এক বস্তুর সৃষ্টি হয়, যখন কোনটিই আর স্বরূপে কিংবা স্ব-আকৃতিতে 
অবশিষ্ট থাকে না। যেমন পানি, দুধ, পানি ও মদ একত্রে মিশে তৃতীয় এক 
জিনিস তৈরি হয়। অবশ্য পছন্দনীয় ইরাদা (ইচ্ছা, আকাঙক্ষা) ও অপছন্দনীয় 
ইরাদায় মিলন হতে পারে। দু'জন ব্যক্তি পছন্দনীয় ও অপছন্দনীয় ইচ্ছার ভেতর 
এক হতে পারে । একজন যাকে ভালবাসে, অপরজনও তাকে ভালবাসে । একজন 
যাকে ঈর্ষা করে, অপরজনও তাকে ঈর্ষা করে । একজন যে জিনিস পছন্দ করবে, 
অপরজনও সেই জিনিসই পছন্দ করবে । ঠিক তেমনি একজন যার সাথে শত্রুতা 
করবে, অপরজনও তার সাথে শত্রুতা করবে । কিন্তু সেই পরিপূর্ণ ফানা বা ধ্বংস 
ও বিলুপ্তি যার ভেতর অপরাপর অস্তিতৃসমূহ একেবারেই অস্তিত্বহীন হতে শুরু 
হয় আর তার উপস্থিতি ও অনুভূতিটুকু পর্যন্ত অবশিষ্ট থাকবে না, এটি একটি 
অপূর্ণ মকাম। হযরত আবূ বকর ও হযরত ওমর (রা)-এর মত বুযুর্গ 
আওলিয়া-ই কিরাম! মুহাজির ও আনসারদের ভেতর যাদের অগ্রগামিতা ও 
শ্রেষ্ঠত্ব স্বীকৃত, তারা এই ফানা*র ভেতর পতিত হন নি। যখন তারাই এর থেকে 
উর্ধ্বে ছিলেন তখন আম্বিয়া-ই কিরাম-এর কথা উল্লেখ নিম্প্রয়োজন । এ ধরনের 
স্বাদ, রুচি ও অবস্থা সাহাবা-ই কিরামের পরবর্তী লোকদের ক্ষেত্রে দেখা গেছে। 
তাদের মন-মানসের ওপর কোন কোন সময় এমন ঈমানী অবস্থা (১৮:১৩ ) 
দেখা দিত যে, তাদের হুশ-বুদ্ধি ও বিবেচনা শক্তি লোপ পেয়েছে। সাহাবা-ই 
কিরাম (রা) বড় পরিপূর্ণ হালত এবং শক্তিশালী মন-মানসের অধিকারী ছিলেন। 
ঈমানী হালত ও কায়ফিয়াতের সময় তাদের বুদ্ধি-বিভ্রম কিংবা হুশ-জ্ঞানের 
বিলুপ্তি যেমন ঘটত না, তেমনি তাঁদের ভেতর পর্দা বা যবনিকা, দুর্বলতা, 
মাতলামি ও আত্মবিলুপ্তি, ফানা অথবা আত্মবিহবলতা ও উন্যত্ততার অবস্থাও সৃষ্টি 
হত না। এ অবস্থার সূচনা হয় তাবি'ঈদের যুগে বসরার রিয়াযতকারী অত্যধিক 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ১৮৯ 


“আবিদ (‘ইবাদত গুযার, “ইবাদতকারী) লোকদের ক্ষেত্রে। তাদের ভেতর কেউ 
কেউ কুরআন মজীদের তেলাওয়াত শুনে বেহুশ হয়ে যেত। কেউ কেউ মারাও 
গেছে। উদাহরণ হিসাবে আবু জুহায়র নাবীনা (অন্ধ), বসরার কাষী যুরারাহ ইব্‌ন 
আবী আওফার নাম উল্লেখ্য । তেমনি সূফী বযুর্গদেরও ফানা ও নেশাগ্রস্ততার 
এমন সব অবস্থা লাভ ঘটেছে যে, এমনতরো অবস্থায় তাদের ভেতর হুশৃ-বুদ্ধি ও 
সুস্থ বিবেচনা শক্তি লোপ পেয়েছে । এমনতরো অবস্থায় অনেক সময় তাদের মুখ 
দিয়ে এমন সব কথা বেরিয়ে যেত যে, হুশ ফিরে পাবার পরে তারা প্রকাশ্যে ভূল 
বুঝতে পারতেন। শায়খ বায়েযীদ বিস্তামী, শায়খ আবুল হাসান নূরী ও শায়খ 
আবূ বকর শিবলী (র) এ অবস্থার সম্মুখীন হয়েছেন এবং তাদের থেকে এ 
ধরনের অনেক ঘটনা বর্ণিত হয়েছে। কিন্তু আবূ সুলায়মান দারানী, মা‘রূফ 
কারখী, ফুযায়ল ইবনে 'ইয়াদ, বরং জুনায়দ বাগদাদী (র) প্রমুখ থেকে এ ধরনের 
কোন ঘটনা বর্ণিত হয়নি । এমন অবস্থায়ও তাদের হুশ-বুদ্ধি ও বিবেচনা শক্তি 
লোপ পায় নি এবং তারা এ জাতীয় ফানা ও মত্ততাবস্থার মধ্যে পতিত হতেন 
না। এই সব কামিল বুযুর্দের মন-মস্তিষ্কে আল্লাহ্‌র মুহব্বত ও তার 
ইচ্ছা-আকাঙ্কা ছাড়া আর কিছু থাকে না। তাদের জ্ঞান এত ব্যাপক ও বিস্তৃত 
এবং তারা এতখানি বিবেচনা শক্তির অধিকারী হন যে, সব কিছুই তাদের চোখে 
সে সবের নিজস্ব রূপ ও আকৃতিতে ধরা পড়ে । সৃষ্টিজগত তাদের ধরা-ছোয়ার 
বাইরে কিংবা অস্তিত্বহীন হয় না। তাদের দৃষ্টিতে সৃষ্টিজগত আল্লাহ্‌র হুকুম ও 
ইচ্ছার সাথে প্রতিষ্ঠিত, তারই ইচ্ছার অনুগত ও অধীন প্রতিভাত হয়, বরং 
তসবীহ-তাহলীল ও ফরমীবরদারীর ভেতর মশগুল দৃষ্টিগোচর হয় । এভাবে এই 
পর্যবেক্ষণ তাদের অন্তর্দৃষ্টি ও আল্লাহ্‌র স্মরণকে বাড়িয়ে দেয় এবং তার মা'রিফত 
(পরিচয়) ৷ ইখলাস (নিষ্ঠা), তাওহীদ ও “ইবাদত-বন্দেগী বর্ধিত করে । এটাই 
সেই হাবীকত যার দিকে কুরআন আহ্বান জানিয়েছে এবং এটাই মু'মিন, তত্তৃজ্ঞ 
পণ্ডিত, ওলীয়ে কামিল ও দরবেশ “'আরিফগণের মকাম । আর আমাদের পয়গম্বর 
সাল্লাল্লাহু ‘আলায়হি ওয়া সাল্লাম এদের সকলেরই ইমাম, সর্দার ও তাদের ভেতর 
পরিপূর্ণ তম ও সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত। এজন্য যখন তার মি'রাজ হ'ল, সেখানে 
গিয়ে আল্লাহ্‌র আয়াতসমূহ তথা নিদর্শনাবলী প্রত্যক্ষ করলেন এবং আল্লাহ্‌র সঙ্গে 
কথাবার্তা ও অন্তরঙ্গ আলাপ হল, অতঃপর তিনি এই জগতে প্রত্যাবর্তন করলেন 
তখনও তার অবস্থার মাঝে কোনরূপ পরিবর্তন ঘটেনি এবং এর কোন 
প্রভাব-প্রতিক্রিয়াও কেউ তার মাঝে অনুভব করে নি, অথচ এমত ক্ষেত্রে হযরত 
মূসা (আ) বেহুশ ও আত্মবিলুপ্তির মাঝে নিক্ষিপ্ত হতেন। 


www.almodina.com 


১৯০ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 


আরও একটি অবস্থা আছে যাকে কখনো-সখনো ফানা নামে অভিহিত করা 
হয়। আর তা হল, মানুষ এ কথার সাক্ষ্য দেবে, আল্লাহ ছাড়া কোন বস্তুরই 
অস্তিত্ব নেই এবং স্রষ্টার অস্তিত্বই সৃষ্টিজগতের অস্তিত্ব এজন্য যে, প্রভু ও ভূত্যের 
মাঝে কোন পার্থক্য নেই । এ জাতীয় ফানা'র ধারণা কিংবা বিশ্বাস সে সমস্ত 
পথভ্রষ্ট ও ধর্মদ্রোহী (মুলহিদ)-দের যারা হুলুল* ও ইন্তিহাদ*-এর “আকীদায় 
বিশ্বাসী । দৃঢ় চিত্তের অধিকারী বুযুর্গের ভেতর কেউ যদি বলেন যে, আল্লাহ ভিন্ন 
আর কিছুই আমার দৃষ্টিগোচর হয় না অথবা আমি গায়রুল্লাহ্‌্র দিকে দৃষ্টিপাত 
করি না কিংবা এই জাতীয় অন্য কোন কথা বলেন তখন তার অর্থ হয় এই যে, 
তাকে ছাড়া কোন স্রষ্টা কিংবা তাকে ভিন্ন কোন কুশলী ব্যবস্থাপক অথবা তিনি 
ব্যতিরেকে কোন মাবুদ আমি দেখতে পাই না অথবা আমি ভালবেসে বা ভীতি 
সহকারে কিংবা আশা-ভরসার সঙ্গে তিনি ভিন্ন অপর কারোর ওপর দৃষ্টি নিক্ষেপ 
করি না এজন্য যে, নিয়ম হল, চোখ সাধারণত তাকেই দেখে যার সঙ্গে হৃদয়-মন 
জড়িত। যার কোন জিনিসের সঙ্গে ভালবাসার সম্পর্ক স্থাপিত হবে অথবা 
আশা-অকাজ্কার সম্পর্ক কিংবা ভয়-ভীতি ও ঈর্ধার সম্পর্ক অথবা হৃদয়-মনের 
সঙ্গে সম্পর্কিত এমন কিছু নয় তখন অন্তর-মানসে তার দিকে মনোনিবেশের 
কোন ইচ্ছাই জাগবে না, তার দিকে চোখ তুলেও চাইবে না এবং তাকেও দেখবে 
না। যদি কখনো তার প্রতি চোখ পড়েও যায় তবে তা হবে আচম্বিতে অথবা 
শুধুই চোখ পড়বে । যেমন কোন লোক কোন দেওয়াল কিংবা পাচিল অথবা এমন 
কোন জিনিষ দেখে যার সাথে তার হৃদয়-মন সম্পর্কিত নয়। পুণ্যাত্মা বুযুর্গগণ 
কখনো-সখনো নির্ভেজাল তওহীদ এবং পরিপূর্ণ ইখলাস তথা নিষ্ঠা সম্পর্কে কথা 
বলেন। তার অর্থ হয় এই যে, বান্দাহ গায়রুল্লাহ্‌ (আল্লাহ ভিন্ন সকল 
বস্তুনিচয়)-র দিকে দৃকপাতই করবে না এবং আল্লাহ্‌ ভিন্ন অন্য কিছুকে 
ভালবাসবে না কিংবা ভয় করবে না অথবা আশা নিয়ে তার দিকে চোখ তুলেও 
চাইবে না, বরং হৃদয়-মন তামাম সৃষ্টিজগত থেকে একেবারেই খালি ও মুক্ত 
থাকবে । (আর তাকালেও) সে সবের দিকে সে আল্লাহ্র নূরের সাথে দেখবে । 
সত্যেরই মাধ্যমে শুনবে এবং সত্যেরই শক্তিতে সে চলবে । আল্লাহ্‌ যাকে 
ভালবাসেন তাকে সে ভালবাসবে; আল্লাহ্‌ যার প্রতি বিদ্বেষ পোষণ করেন তার 
প্রতি সেও বিদ্ধিষ্ট মনোভাব পোষণ করবে । আল্লাহ যাকে বন্ধু বানান তাকে সেও 
বন্ধ বানাবে এবং আল্লাহ্‌ যার সাথে শত্রুতা করেন সেও তার সাথে শক্রতা 
করবে । তার ব্যাপারে আল্লাহকে ভয় করবে এবং আল্লাহ্‌র ব্যাপারে তাকে ভয় 


= পরিশিষ্ট দেখুন । -অনুবাদক। 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ১৯১ 
করবে না। এটাই সেই বিশুদ্ধ অন্তঃকরণ, দীন-ই হানীফপন্থী তওহীদবাদী 
মুসলিম মু'মিন যার ভেতর নবী মুরসালওয়ালা মা'রিফত, গবেষণা, বিশ্লেষণ ও 
তওহীদ পাওয়া যায়। এটাই সেই মকাম যার ওপর আম্ষিয়া-ই কিরামের 
অনুসারিগণ অধিষ্ঠিত হয়ে থাকেন এবং এটিই ফানা-ই মাহমূদ তথা প্রশংসিত 
ফানা'। এই মকামে অধিষ্ঠিত ব্যক্তিবর্েরই প্রশংসা করেছেন আল্লাহ রাববু'ল- 
“আলামীন এবং তাদেরকে আওলিয়া-ই মুত্তাকীন, পুণ্যাত্মা সংক্কারকদের দল ও 
বিজয়ী সেনাবাহিনীর অন্তর্ভুক্ত করেছেন। 

অবশিষ্ট ফানা ফি'ল-ওজুদওয়ালাদের কিসিম $ (তওহীদ-ই ওজুদী অথবা 
ওয়াহদাতু'ল-ওজুদ) আর তা হল কারামেতা (মুসলমানদের ভেতর একটি বিভ্রান্ত 
সম্প্রদায় । ॥অনুবাদক)-দের মত ফিরআওন বংশধরদের গবেষণা কিংবা বিশ্লেষণ 
ও তওহীদের মা'রিফাত। সূফী বুযুর্গ ও পুণ্যাত্মা বান্দাদের কারুর নিকটই এর এ 
অর্থ ছিল না। সৃষ্টি জগতের ভেতর যে জিনিষই আমি আমার চোখ দিয়ে দেখি 
তাই আসমান-যমীনের “রব' তথা প্রভৃ-প্রতিপালক, একথা কেবল তারাই বলতে 
পারে যারা ধ্বংসাত্মক রকমের গোমরাহ ও পথভ্রষ্ট এবং যারা বুদ্ধি-বিভ্রান্ত অথবা 
ভ্রান্ত আকীদা-বিশ্বাসের.খপ্পরে পতিত কিংবা যারা ক্ষিপ্ততা ও ধর্মদ্রোহিতার 
ভেতর কোন একটির শিকার ৷ সমস্ত মাশাইখ-এ কিরামছ্দীন ইসলামের ভেতর 
যারা নেতৃত্বের আসনে সমাসীন এবং যাদেরকে অনুসরণ করা হয়ে থাকে তারা 
সকলেই এই মত ও পথের ওপরই একমত যা এই উম্মাহ্র প্রাচীন বুযুর্গ ও 
ইমামগণের পথ ও মত ছিল আর তা হল, স্রষ্টা সুবহানাহু ওয়া তা'আলা 
সৃষ্টিজগত থেকে একেবারেই স্বতন্ত্র অস্তিত্বের অধিকারী । তার সৃষ্টি জগতে তার 
সত্তার যেমন কোন অংশ নেই, তেমনি তীর সত্তার মাঝেও তাঁর সৃষ্টি জগতের 
কোন অংশ নেই। তারা সকলের এ বিষয়ে একমত, অসৃষ্ট বস্তু (১:-5)-কে সৃষ্ট 
বস্তু (৬,১৮৯) থেকে পৃথক এবং ত্রষ্টাকে সৃষ্ট জীব বা সৃষ্টি (১:১০) থেকে 
বিশিষ্ট জানতে হবে, বুঝতে হবে | এ বিষয়ে তাদের যে সব বাণী ও উক্তি বর্ণিত 
হয়েছে এই সংক্ষিপ্ত নিবন্ধে তা বলার সুযোগ নেই। তারা এও বলেছেন, 
হৃদয়-মানসে কখনো কখনো এমন সব অসুখ-বিসুখ তথা রোগ-ব্যাধি ও সন্দেহ 
এসে দেখা দেয় এবং কোন কোন লোকের ওপর এমন সব অবস্থা জেকে বসে 
যে, তাদের সৃষ্টিজগতের অস্তিত্ব পর্যবেক্ষণের সুযোগ ঘটে এবং তারা ন্যায়-অন্যায় 
তথা ভালমন্দের ভেতর পৃথকীকরণ শক্তির দুর্বলতা কিংবা লোপ পাবার কারণে 
তাকেই অর্থাৎ সৃষ্টি জগতকেই আসমান যমীনের সুষ্টা ভাবতে শুরু করে । যেমন 
এক ব্যক্তি সূর্যের একটি আলোক-রশ্মি দেখছে এবং ভাবছে এটাই সেই 
আসমানের সূর্য । 


www.almodina.com 


১৯২ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 

এখানে এটাও বোঝা দরকার, স্রষ্টা ও সৃষ্টি জগতের ভেতর পার্থক্যের দু'টি 
মকাম রয়েছে। একটি মকাম হচ্ছে, বান্দা বিচ্ছেদের পর্যবেক্ষণ করবে এবং প্রাচুর্য 
ও ভিড় তাকে পেরেশান করবে । তার হৃদয়-মানস এই ভিড় ও বিচ্ছেদের কারণে 
ইতস্তত বিক্ষিপ্ত অবস্থায় থাকবে । সে হৃদয় ও দৃষ্টির ইতস্তত বিক্ষিপ্ততার মাঝে 
গ্রেফতার থাকবে । কখনো প্রেম ও ভালবাসা, কখনো ভয় ও কখনো 
আশা-আকাজ্ার কারণে, যা এই সব সৃষ্ট জীবের সঙ্গে কায়েম হয়ে যায়, তার 
একাগ্রতা তওহীদে হাকীকী হাসিল হবে না। মানুষ যখন এই বিচ্ছেদ ও 
বিচ্ছিন্নতা থেকে এক্যের দিকে, ভিড় থেকে একত্র দিকে স্থানান্তরিত হয় তখন 
সে হৃদয়-মানস একাগ্রতা, মানসিক শান্তি এবং সেই লা-শরীক ও একক 
আল্লাহ্‌র তাওহীদ ও ইবাদতের মিষ্টতা ও স্বাদ লাভ করে এবং তার মন-মানস 
সৃষ্ট জীবের দিকে মনোযোগী থাকার পর আল্লাহ তা'আলার দিকে সম্পূর্ণভাবে 
ঝুঁকে যায়। তার মুহব্বত, তার ভয়, তার আশা-ভরসা, তার সাহায্য প্রার্থনা সব 
কিছুই আল্লাহ্‌ তাআলার সঙ্গে সম্পর্কিত হয়ে যায়। এমন অবস্থায় কতক মুহূর্তে 
তার মন-মানসে সৃষ্ট জীবের দিকে দৃষ্টি নিক্ষেপের সুযোগ আর অবশিষ্ট থাকে না 
যার সাহায্যে সে ত্রষ্টা ও সৃষ্টির মাঝে পার্থক্য করবে । আল্লাহ্‌র দিকে তার পূর্ণ 
মনোযোগ ও সৃষ্টির দিক থেকে পরিপূর্ণ পরান্মুখতা লাভ ঘটে যায়। ওপরে আমরা 
যে দ্বিতীয় প্রকার ফানার কথা আলোচনা করেছি এই অবস্থাও তার সঙ্গে 
সাদৃশ্যপূ্ণ। 

কিন্তু এরপর বিচ্ছেদের অপর একটি মকাম রয়েছে যা এর চেয়ে সমুন্নত ও 
উচ্চতর । আর তা হল, বান্দাহ পর্যবেক্ষণ করবে যে, সৃষ্ট জীব আল্লাহ তা'আলার 
সাথে কায়েম, তীর নির্দেশের অনুগত এবং তার ইচ্ছার নিয়ন্ত্রণাধীন। আল্লাহ 
পাকের ওয়াহদানিয়াতের সামনে সে তার ভিড় ও প্রাচুর্যকে শূন্য ও অস্তিত্বহীন , 
দেখবে । সে এই পর্যবেক্ষণ করবে যে, আল্লাহ তা'আলা এই সৃষ্ট বস্তুসকলের 
প্রতিপালক (রব), সার্বভৌম প্রভু (ইলাহ), স্রষ্টা ও মালিক । এমনতরো অবস্থায় 
তার দিল্‌ (অন্তঃকরণ) আল্লাহ তা'আলার দিকে একাগ্র হয় এবং সে নিষ্ঠা ও 
ভালবাসা, আশা ও ভয়, সাহায্য প্রার্থনা ও আল্লাহ্‌র ওপর তাওয়াক্কুল এবং 
আল্লাহ্‌র জন্যই ভালবাসা ও আল্লাহ্‌র জন্যই বিদ্বেষ পোষণের মত অবস্থা লাভ 
করে। সে সৃষ্টা ও সৃষ্টির ভেতরকার পার্থক্যকে পরিষ্কার দেখতে থাকে এবং 
এতদুভয়ের মাঝে পরিষ্কার পার্থক্য নির্ণয় করতে থাকে । সে সৃষ্ট জীবের ছিন্নভিন্ন 
রূপ ও ভিড়কেও দেখতে থাকে এবং এ কথারও সাক্ষ্য দিয়ে থাকে যে, আল্লাহ 
তা'আলা সব কিছুর প্রতিপালক (রব), সব কিছুর মালিক ও সৃষ্টা (4 এ। 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ১৯৩ 

১৯১১ 4111৯ 4১15 45133 454৮৬ ০৬৬ JS ২০১) এটাই সঠিক ও সত্য 
সরল “শুহ্‌দ' এবং এটাই লা ইলাহা ইল্লাল্লাহ-র গবেষণামূলক ও বিশ্লেষণধমী 
সাক্ষ্য ।১ 

তার রচনাবলীতে এ ধরনের গবেষণামূলক বিশ্লেষণ এবং সমূহ সঠিক জ্ঞান 
আরও অনেক রয়েছে । হাফিজ ইবনে কায়্যিম “মাদারিজু'স-সালিকীন' নামক 
গ্রন্থে ইবনে তায়মিয়া (র)-এর গবেষণাধর্মী বিশ্লেষণ ও অবস্থার বহুবিধ ভাণ্ডার 
একত্র করেছেন। তার এসব জ্ঞান-ভাগ্তার সংগ্রহ ও অবস্থাদৃষ্টে মুল্লা ‘আলী কারী 
উস্তাদ ও শাগরিদ সম্পর্কে লিখেছেন ঃ 

যিনিই মানািলু'স-সায়িরীন-এর ভাষ্য (মাদারিজু'স-সালিকীন) অধ্যয়ন 

করবেন তার সামনেই এ সত্য দিবালোকের ন্যায় ধরা পড়বে, তারা দু'জন 

(ইবনে তায়মিয়া ও ইবনে কায়্যিম) আহলে সুন্নত ওয়া'ল-জামা“'আত-এর 

শ্রেষ্ঠতম বুযুর্গ এবং উম্মতে মুহাম্মাদিয়ার ওলীকুলের অন্যতম ছিলেন ।২ 


১.5+১1১-১২০। ০৮1521051০০ 41১৪১৯5০০৬১ Lapa UL 
৩৫-৮ পৃ.; মিসরের মাতবা'আ-ই হুদায়নিয়া থেকে প্রকাশিত ০১০১ ২০ ১০৯ -এর 
অন্তৰ্ভুক্ত ৷ 
» ৪১১1১৩৯০১13 ১০১ SELES gL Salil 
২. মিরকাত শরাহ মিশকাত, ৪র্থ খণ্ড, পূ. ৪২৭ 
সাধক (২য়)-১৩ 


www.almodina.com 


৬ষ্ঠ অধ্যায় 
শায়খু'ল-ইসলাম হাফিজ ইবনে তায়মিয়া (র)-এর পৃনর্জাগরণ ও 
সংস্কারমূলক কাজ 


শায়খু'ল-ইসলাম হাফিজ ইবনে তায়মিয়া (র) ইসলামের দা'ওয়াত ও 
সাধনাবহুল সংগ্রাম তথা রেনেসার ইতিহাসে যে গুরুত্বপূর্ণ খেদমত আনজাম 
দিয়েছেন যদিও তা অনেকাংশে জ্ঞান ও কর্মের নানা শাখা ও দিক জুড়ে রয়েছে 
তথাপি তা নিম্নোক্ত চার ভাগে ভাগ করা যেতে পারে যা তার সংস্কার ও 
পুনরুজ্জীবনের ইতিহাসে বিশেষ গুরুত্ব রাখে। গুরুত্বপূর্ণ শাখা চারটি এই ঃ 

১. তওহীদী “আকীদার পুনরুজ্জীবন ও শির্কমূলক ‘আকীদা ও 
আচার-অনুষ্ঠানসমূহ বাতিলকরণ; 

২. দর্শন, যুক্তিশান্ত্র ও ‘ইল্‌মে কালাম-এর সমালোচনা ও কুরআন ও সুন্নাহ্‌র 
রীতি-পদ্ধতি ও পন্থাসমূহকে অগ্রাধিকার প্রদান; 

৩. অমুসলিম জাতিগোষ্ঠী ও বিভিন্ন ফের্কার প্রত্যাখ্যান এবং তাদের 
“আকীদা-বিশ্বাস, আচার-অনুষ্ঠান ও সমূহ প্রভাবের মুকাবিলা; 

৪. ‘ইল্‌মে শরীয়তের পুনরুজ্জীবন ও ইসলামী চিন্তা-চেতনার উন্মেষ 
ঘটানো। 

অমুসলিম ও অনারব জাতিগোষ্ঠীর সংস্রব ও পারস্পরিক মেলামেশা, 
ইসমাঈলী শী'আ ও বাতেনী হুকৃমতের প্রভাব-প্রতিপত্তি, অধিকন্তু জাহিলী ও 
পথভ্রষ্ট সৃফীদের শিক্ষা ও কর্মের ফলে সাধারণ মুসলমানদের ভেতর শির্কমূলক 
“আকীদা-বিশ্বাস, আচার-অনুষ্ঠান ও রীতিনীতির প্রচলন হতে চলছিল। বহু 
মুসলমান নিজেদের ধর্মীয় নেতা, তরীকতের মাশাইখ ও পুণ্যাত্মা আওলিয়া-ই 
কিরাম সম্পর্কে এমন সব অতিরঞ্জিত ও শির্কমূলক ধারণা ও 'আকীদা-বিশ্বাস 
পোষণ করতে শুরু করেছিল যা ইয়াহুদী ও খ্রিন্টানগণ হযরত 'উযায়র ও ঈসা 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ১৯৫ 
মসীহ (আ) এবং স্ব স্ব সম্প্রদায়ের সাধু-দরবেশ ও মঠের পাদ্রী-সন্যাসীদের 
সম্পর্কে পোষণ করত। বুযুর্গানে দীনের মাযারে যা কিছু শুরু হয়েছিল তা ছিল সে 
সব কাজকর্ম ও আচার-অনুষ্ঠানের সফল অনুকরণ যেগুলো অমুসলিম জাতি- 
গোষ্ঠীর উপাসনালয়ে এবং তাদের সাধু ব্যক্তিদের কবরের উপর অনুষ্ঠিত হ'ত। 
কবরবাসীদের নিকট পরিষ্কারভাবে আশ্রয় ও সাহায্য প্রার্থনার মত ব্যাপার শুরু 
হয়েছিল। তাদের নিকট ফরিয়াদ জানানো, দোহাই দেওয়া, চাওয়া ও দু'আ করার 
রেওয়াজ চালু হয়ে গিয়েছিল । তাদের কবরের ওপর বড় বড় মসজিদ নির্মাণ এবং 
স্বয়ং কবরগুলোকেই সিজদাগাহ বানানো, সেগুলোর ওপর প্রতি বছর মেলা বসান 
এবং দূর-দূরাত্তর থেকে সফর করে সেখানে আসা সাধারণ নিয়মে পরিণত 
হয়েছিল। হি. সপ্তম শতাব্দীর শেষে এর বাড়াবাড়ি এবং ‘আকীদা ও ‘আমলের 
বিপর্যয় ও বিকৃতি যে পর্যায়ে গিয়ে পৌছেছিল তার কিছুটা পরিমাপ নিম্নোক্ত 
উদ্ধৃতি থেকে করা যাবে যা স্বয়ং শায়খুল ইসলাম ইবনে তায়মিয়া (র)-র 
রচনাবলী থেকে গ্রহণ করা হয়েছে। এসব উদ্ধৃতাংশে তিনি কারুর প্রশ্নের জওয়াব 
দিতে গিয়ে অথবা কোন আলোচনার প্রেক্ষিতে স্বীয় যুগের কোন কোন গোমরাহী 
ও পথত্রষ্টতার উল্লেখ করেছেন এবং এ থেকে তার যুগের ধর্মীয় অধঃপতন ও 
ইসলামের হৃৎপিণ্ডের ওপর জাহেলিয়াতের হামলা কতটা তীব্র ছিল তার কিছুটা 
পরিমাপ করা যাবে। 


বহু লোক মৃত ব্যক্তিকে একেবারেই খোদার মর্যাদায় এবং সেই যিন্দা পীর, 
যে তার কবরের খাদেম অথবা তার স্থলাভিষিক্ত, পয়গন্বরের আসনে 
বসিয়েছে । তারা মৃত ব্যক্তির কাছে নিজেদের মনোবাঞ্ছা পূরণ এবং 
বিপদ-আপদ দূরীকরণের নিমিত্ত দাবী-দাওয়া পেশ করে । তারা তাদের সেই 
যিন্দাপীর অথবা বুযুর্গকে এতটা মর্যাদা দিয়ে রেখেছে যে, সেই পীর বা বুযুর্গ 
যে বস্তু হালাল করবেন তাই হালাল এবং যে জিনিষকে হারাম করবেন তাই 
হারাম জানবে । তারা তাদের হিসাব থেকে প্রকৃতপক্ষে আল্লাহ্‌র খোদায়ী. 
পদ এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলায়হি ওয়া সাল্লামকে নবৃওতের 
আসন থেকে অপসারিত করে দিয়েছে । আকছার এমনও হয় যে, কোন নও 
মুসলিম অথবা তার অনুসারী ভক্তিবশত সেখানে আসে এবং সাহেব-এ 
মাযার (মাযারের অধিবাসী)-এর নিকট কোন বাদশাহ্‌র জুলুম অবসান 
অথবা অপর কোন মকসূদ পূরণের জন্য দু'আ করে তখন এই সব খাদেম 
(মাযারের) ভেতরে ঢোকে এবং ফিরে এসে বলে, আমি হযরতের কাছে 
আপনার মকসৃদ আরয করে দিয়েছি এবং হযরত সাহেব পয়গম্বর (সা) 
সাহেবকে বলে দিয়েছেন, পয়গম্বর সাহেব আল্লাহ্‌ তা'আলার দরবারে তা 
পৌছিয়েছেন। (এরপর) আল্লাহ তা'আলা অমুক বাদশাহর নিকট তার 


www.almodina.com 


১৯৬ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 


নিজের দূত পাঠিয়ে দিয়েছেন, খবরদার! অমুক লোকের ওপর যেন কোন 
বাড়াবাড়ি কিংবা জুলুম না হয়। এটা কি খোলাখুলি মুশরিক ও খ্রিস্টানদের 
ধর্ম নয়? এতে তো ভুল বর্ণনা এবং সুস্পষ্ট মূর্খতা রয়েছে যে, একজন 
মুশরিক ও একজন খ্রিস্টানও যা সইতে পারবে না এবং তারাও এই ধোকায় 
প্রবেশ করতে চাইবে না। এই সমস্ত খাদেম যে রকম অবলীলায় মাযারে 
আসা মানত ও নযর-নেয়ায এবং এ সব মাযারে প্রদত্ত দ্রব্যসামগ্রী খেয়ে ও 
ভোগ করে থাকে তাতে কুরআন মজীদের এই আয়াতের পূর্ণ ব্যাখ্যা ও চিত্র 
পাওয়া যাবে ৪ 
০৯5০4 ০৮৯১৭1১০৮৯১) ৩১ 1১১ 91 alt 2 ৮215 
- Ul ০০৬৪ L323 ০০০৭০১০০৮০৭) Jil 
হে মুমিনগণ! (ইয়াহ্দী) পণ্ডিত ও (খ্রিস্টান) সংসার বিরাগীদের ভেতর 
অনেকে লোকের ধন-সম্পদ অন্যায়ভাবে ভোগ করে থাকে এবং মানুষকে 
আল্লাহ্‌র পথ থেকে ফিরিয়ে রাখে। [সূরা তওবা 3 আয়াত-৩৪] 


প্রকাশ্য কবর পৃজা 
এই সব মূর্ধের ভেতর অনেকে পরিষ্কার কবরের দিকে মুখ করে নামায 
পড়ে। কোন কোন লোককে এভাবে দু'আ করতে শোনা গেছে ঃ “হযরত! 
আমার গোনাহ-খাতা মাফ করে দিন, আমার ওপর রহম করুন, দয়া 
করুন।” কতক লোক কবরকে সামনে করে ও কা'বা শরীফের দিকে পিঠ 
ফিরিয়ে নামায পড়ে এবং বলে, কবর হচ্ছে বিশিষ্ট লোকদের কিবলা এবং 
কা'বা হচ্ছে সাধারণ মানুষের (কিবলা)। এও এ সব লোকেরই উক্তি । 
‘ইবাদত-বন্দেগী ও যুহদ-এর ক্ষেত্রে বিশিষ্ট যিনি এবং যার শত সহস্র মুরীদ 
মু'তাকিদ তথা ভক্ত ও অনুরক্ত রয়েছে এবং এটাও সম্ভব, তিনি স্বীয় 
শায়খ-এর অনুসারীদের ভেতর সর্বোত্তম ব্যক্তি সেই লোকই তার শায়খ 
সম্পর্কে একথা বলেছেন। এমন কোন কোন বুযুর্গ ও রয়েছেন যিনি বিরাট 
রিয়াযত ও মুজাহাদা করেন । যখন মুরীদ তার হাতে হাত দিয়ে তওবা করে 
তখন তিনি সর্বাগ্রে তাকে হেদায়েত করে থাকেন সর্বাগ্রে তার শায়খ 
(পীর)-এর কবর (মাযার)-এ গিয়ে চিল্লাকাশী'১ করতে যেমনটি মূর্তি 
পূজারীরা তাদের স্ব স্ব মূর্তির নিকট আসর. জমিয়ে বসে থাকে । এই সব 
কবরপূজারীদের ভেতর অনেক লোকের এ সব কবর পূজায় এমনভাবে 


১. চল্লিশ দিন যাবত সংসারের ঝামেলামুক্ত হয়ে একাগ্র চিত্তে আল্লাহ্‌র যিকর, তসবীহ-তাহলীল ও 
ইবাদত-বন্দেগীতে লিপ্ত থাকাকে চিল্লাকাশী বলা হয় । -অনুবাদক। 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ১৯৭ 
চোখের পানি আসে, ভক্তিমিশ্রিত বিনয় ভাব ফুটে ওঠে, দু'আ অবস্থা ও 
হুযূর-ই-কাল্ব (একাগ্রচিত্ততা) হাসিল হয় যা তাদের মসজিদে হাসিল হয় 
না। যাদের সম্পর্কে আল্লাহ তা'আলা ইরশাদ করেন £ 
- 4৮৮510658১5 ৪৩ ৮৪১০ ০। 444 3। ৬৯৪ ভ& 
সেসব ঘরে (মসজিদে) যেগুলো সমুন্নত করা এবং সেগুলোতে তার নাম 
স্বরণ করা আল্লাহর নির্দেশ। [সূরা আন-নূর £ আয়াত-৩৬] 


আল্লাহ্‌কে ভয় নেই, মাযারবাসীকে ভয় 
এসব লোকের 'আকীদা-বিশ্বাস এবং কবর ও মাযারের সাথে সম্পর্ক এত 
বেশী যে, তারা অবলীলায় গোনাহ কবীরা ও নিষিদ্ধ কর্মে লিপ্ত হয়ে থাকে 
(তাদের মনে এতটুকু সংকোচ স্পর্শ করে না)। কিন্তু তারা যখন কোন 
মাযারের গন্থজ কিংবা কলস দেখতে পায় অমনি থেমে পড়ে । একে অপরকে 
বলে, “খবরদার! মাযারের গন্থজের কলস দেখা যাচ্ছে” (অতএব আর নয়)। 
তারা সেই কলসের নীচে শায়িত লোকটির কথা তো মনে করে, ভয় করে, 
তার থেকে বিপদাশংকাও করে; কিন্তু সেই আল্লাহ্র কথা এতটুকু মনে 
রাখে না, তার নির্দেশের এতটুকু পরওয়া করে না যিনি আসমান যমীনের 
্রষ্টা, যার হুকুমে চাদের হ্াস-বৃদ্ধি ঘটে । তাদের ধারণা, যদি কেউ তাদের 
সঙ্গে আলোচনায় কিংবা তর্কে প্রবৃত্ত হয় তাহলে স্থীয় প্রতিপক্ষকে এ সব 
বুযুর্গের প্রভাব ও ক্ষমতার কথা বলে ভয় দেখায় যেমন করে মুশরিকেরা 
হযরত ইবরাহীম “আলায়হি'স-সালামকে ভয় দেখিয়েছে । কুরআন শরীফে 
উল্লিখিত হয়েছে £ 

৮০১ :-৪১1 3৩ 1৩ ১৪১ 44411 Anica, 

১-৪।- ৮০০ ৬2 এ 2০ ৮০৪ ৮ ০ ৯2 ৩1 ২ 42 ০৬৪০ 

UU MS Al SI ০৬৪৮৯১৩ ০১৪৮০ SE 85537 ০১৪১৪ 

১5 ৩। ১১১৮১ SI IESE LBL Sle © J Mo 

mld Ll ol ll My ৮51 ml LS 

- JIE MY 

তার সম্প্রদায় তার সাথে বিতর্কে লিপ্ত হল । সে বলল £ তোমরা কি আল্লাহ্‌ 
সম্বন্ধে আমার সাথে বিতর্কে লিপ্ত হবে? তিনি তো আমাকে সৎ পথে 
পরিচালিত করেছেন। আমার প্রতিপালক অন্যবিধ ইচ্ছা না করলে তোমরা 
যাকে তার শরীক কর তাকে আমি ভয় করি না, সব কিছুই আমার 
প্রতিপালকের জ্ঞানায়ত্ত; তবে কি তোমরা অবধান করবে নাঃ তোমরা যাকে 


www.almodina.com 


১৯৮ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 
আল্লাহ্‌র শরীক কর আমি কিরূপে তাকে ভয় করব? অথচ তোমরা আল্লাহ্র 
শরীক করতে ভয় কর না যে বিষয়ে তিনি তোমাদেরকে কোন সনদ দেন 
নি; সুতরাং যদি তোমরা জান তবে বল, দুই দলের ভেতর কোন দল 
নিরাপত্তা লাভের অধিকারী? যারা ঈমান এনেছে এবং জুলুম (শির্ক) দ্বারা 
তাদের ঈমানকে কলুষিত করে নি, নিরাপত্তা তাদেরই জন্য এবং তারাই সৎ 
পথপ্রাপ্ত।> 


আল্লাহ ও আল্লাহ্‌র নিদর্শনসমূহকে ঠাট্রা-বিদ্ূপ ও হেয় জ্ঞান করা 
এই সব কবর ও মাযারপূজারী তওহীদ ও এক আল্লাহ্র ইবাদতে 
ঠাট্টা-মস্করা করে এবং আল্লাহ্‌কে পরিত্যাগ করে তাদেরকে ভক্তি-সম্মান 
করে যাদেরকে তারা নিজেদের সুপারিশকারী ও কর্মনিয়ন্তা বানিয়ে রেখেছে। 
এদের অনেকেই বায়তুল্লাহ্‌্র হজ্জ, যিয়ারত ও হাজ্জীদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য 
করে এবং বিশ্বাস করে যে, তাদের ইমাম ও পীর-বুযুর্গের যিয়ারত 
বায়তুল্লাহ্‌ শরীফের হজ্জের চেয়ে উত্তম । এ ধরনের “আকীদা-বিশ্বাস শী'আ 
ও অনেক সুন্নী নামে কথিত লোকের ভেতরও পাওয়া যায়। কিছু লোক 
মসজিদ ও পারঞ্জেগানা সালাত আদায়কে তুচ্ছ-তাচ্ছিল্য করে এবং বিশ্বাস 
করে যে, এর চেয়ে তাদের পীরের দু'আ উত্তম ও অনেক মরতবাপূর্ণ। এ 
জাতীয় ‘আকীদা এ সব শী'আর ভেতর অদ্যাবধি বর্তমান যারা যুনুস 
কায়সীর সাথে নিজেদেরকে সম্পর্কিত করেছে। তাদের গাওয়া নিঙ্নোদ্ধত 
গান থেকে এর পরিমাপ করা যাবে ঃ 
- ১১০৯ 45২৪ ১৮৯১৪ ৮০11 > IHS 
- ১০৮১০ 4৮০ ৮৯১৩০ Sy 
- ১১৮০১ 4১০ ০৬৯১৬ ৮৬৮৮০) ৩১৯১৪ 
- 30531 4১০ ০৮৯১৩-৮০৪০৪। ২১৯ iy 
এস, আমরা মসজিদ ধ্বংস ও বিরান করি এবং সেখানে আমরা মদের 
দোকান খুলি; (মসজিদের) মিম্বর ভেঙে এস আমরা তা দিয়ে বাদ্যযন্ত্র তৈরি 
করি; কুরআন ছিঁড়ে ফেলে তা দিয়ে বাশী বানাই এবং (শর“ঈ আদালতের 
বিচারক) কাষীর দাড়ি উপড়ে এর দ্বারা তাত বুনি। 
মুশরিক কাফিরদের দুঃসাহস ও ধৃষ্টতা প্রদর্শন 
তাদের দুঃসাহসের অবস্থা এমন যে, তারা অবলীলায় মিথ্যা কসম খায়, 
কিন্তু তারা পীরের নামে মিথ্যা কসম খায় না। তাদের ভেতর কেউ কেউ 
বলে, যে রিযিক আমার পীরের পক্ষ থেকে মিলবে না আমার জন্য তা কবুল 
১. সূরা আনআম: ৮১-৮৩ আয়াত 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ১৯৯ 


নয়। তাদের ভেতর কেউ কেউ বকরী যবেহ করে এবং বলে $ আমি আমার 
আকা (প্রভু)-র নামে যবেহ করছি। কেউ কেউ তো পরিষ্কার ভাষায় বলে, 
তাদের শায়খ (পীর) নবী-রসূলদের থেকেও অতি উত্তম ছিলেন। তাদের 
কেউ কেউ তাদের (পীরদের) সম্পর্কে উলৃহিয়াত (ঈশ্বরতৃ, খোদায়িতৃ)-এর 
আকীদা পোষণ করে যেমনটি খ্রিস্টানগণ হযরত ঈসা মসীহ (আ) সম্পর্কে 
বিশ্বাস পোষণ করে। যখন তারা তাদের পীরের কথা আলোচনা করে তখন 
অত্যন্ত সম্মান ও শ্রদ্ধার সঙ্গে করে এবং তাদের উলৃহিয়াতের দাবী করে। 
তারা তাদের বুযুর্গদের প্রতি বিরাট বিরাট কবিতা রচনা করে রেখেছে যে 
সব কবিতার ভেতর স্পষ্ট খোদায়ী দাবী রয়েছে, রয়েছে বিরাট বিরাট সব 
“লান তারানী”* । কেউ বলে, মূসা (আ) তুর পর্বতে আমারই সাথে কথা 
বলেছিলেন এবং আমারই “তাজান্লী' দেখে বেহুশ হয়ে গিয়েছিলেন । কেউ 
কেউ বলে, 'আরশের ওপর আমিই চীৎকার মেরেছিলাম যাতে সারা বিশ্বে 
হৈ চৈ পড়ে গিয়েছিল এবং সাত সমুদ্র আমারই ভয়ে সারাক্ষণ উদ্বেলিত ও 
উর্মিমুখর ।১ 
বুযুর্গদের সম্পর্কে উলৃহিয়াতের “আকীদা 

অনেক মূর্খ জাহিল ও মুশরিক পয়গম্বর ও বুযুর্গানে দীন সম্পর্কে এই 
“আকীদা পোষণ করে যে, তারাই (পীর-পয়গন্রগণই) দুনিয়ার তাবৎ 
ব্যবস্থাপনা আনজাম দিয়ে থাকেন। জীবের জন্ম ও আহার্ষের প্রয়োজন 
তারাই মিটিয়ে থাকেন এবং বিপদ-আপদ দূর করা তাদেরই কাজ । 
মুসলমানদের “আকীদা এ কখনো হতে পারে না, অথচ খ্রিস্টানরাও এ 
জাতীয় “আকীদা কেবল হযরত ঈসা মসীহ (আ)-এর ক্ষেত্রেই পোষণ করে 
থাকে । কেননা তারা 'ইত্তিহাদ' ও “হুলুল'* আকীদায় বিশ্বাসী । এর ভিত্তিতে 
হযরত ইবরাহীম, মূসা ও অপরাপর আম্বিয়া “আলায়হিমু'স-সালাম সম্পর্কেও 
এ জাতীয় ‘আকীদা তারা পোষণ করে না। প্রথম শ্রেণীর মূর্খ ও জাহিল 
হওয়া সত্তেও না।২ 

অনেক লোকের বিশ্বাস, যে শহরে কিংবা যে বস্তীতে কোন পীর বা বুযুর্গের 
মাযার থাকে সেই পীর বা বুযুর্গেরই বদৌলতে ও বরকতে উল্লিখিত শহর ও 
বস্তীর লোকেরা রিযিক পেয়ে থাকে । এছাড়া দুঃখ-কষ্টে সাহায্য-সহানুভূতি 


১. আর-রাদ্দু 'আলা'ল-বাকরী, ৩৫১ পৃ. 
* পরশিষ্ট দেখুন । * 

পরিশিষ্ট দেখুন। 

২. আর-রাদ্লু 'আলা'ল-বাকরী, ৩২৮ পু. 


www.almodina.com 


২০০ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 

ও শত্রুর হাত থেকে নিরাপত্তা লাভ ঘটে, দেশ হেফাজতে থাকে । যে লোক 
সম্পর্কে তাদের এই বিশ্বাস বদ্ধমূল হয় তার সম্পর্কে তারা বলে, তিনি 
অমুক শহরের, রক্ষক । উদাহরণস্বরূপ তারা বলে থাকে, সায়্যিদা নফীসা 
মিসর ও কায়রোর রক্ষক, অমুক অমুক বুযুর্গ দামিশক প্রভৃতি শহরের 
মুহাফিজ আর অমুক অমুক বাগদাদ প্রভৃতি শহরের পাহারাদার । তাদের 
বিশ্বাস, এ সব পুণ্যাত্মা বুযুর্গ ও পীর-পয়গম্বরদের কবরের বরকতেই 
উল্লিখিত শহর ও বস্তীগুলোর বালা-মুসীবত দূরীভূত হয়ে থাকে ।১ 


তাদের অবস্থা এই, যখন দুশমন দামিশক অভিমুখে ধাবিত হল তখন এই 
সব কবর পূজারীর দল পীর-বুযুর্গদের কাছে ধরনা দেবার উদ্দেশ্যে তাদের 
কবর ও মাযারগুলোর পানে রওয়ানা হল । তাদের প্রত্যাশা ছিল, এই সব 
পীর-বুযুর্গ তাদের বিপদ প্রতিরোধে সক্ষম । কোন কবি বলেছেন ঃ 

- ১৯০ 1 ১১৬১ 3১৬- ৯এ। ১৯ ৩৬০ 
ওহে তাতারদের আক্রমণাশংকায় ভীত-সন্ত্স্ত ব্যক্তিবর্গ! আবূ ওমরের 
কবরের আশ্রয়ে এস (তাহলে বাচবে)। অপরজন বলেন £ 


- rl ৩০ ১ ৮৯৪ 2১22 13১৬৪ 
আবূ ওমরের কবরের আশ্রয় নাও; তিনি তোমাদেরকে সকল প্রকার 
জ্বালা-যন্ত্রণা ও দুঃখ-কষ্টের হাত থেকে মুক্তি দেবেন ।২ 


মাশহাদৎ-এর ফেতনা 


এই পীর পূজা তথা আওলিয়া-পরস্তী ও কবর (পীর-বুযুর্গদের কবরগুলো 
সাধারণত মাযার নামেই খ্যাত অনুবাদক) পূজার স্বাভাবিক ও অনিবার্য 
পরিণতিই হল, মসজিদের মুকাবিলায় “মাশহাদ”-এর গুরুত্ব বাড়বে এবং তা 
সকলের যিয়ারতগাহ, সাধারণ মানুষ ও অজ্ঞ লোকদের হাজত পূরণের কিবলায় 
পরিণত হবে । অনন্তর মুসলিম জাহানের কোণে কোণে মাশহাদ ও মাযার ব্যাঙের 
ছাতার মতই গজিয়ে উঠল । হাজার নয়, লাখো লাখো আসল ও নকল কবর 
রচিত হল । আমীর-উমারা তথা ক্ষমতাসীন শাসকবর্গ অত্যন্ত উদার ও 
অকৃপণভাবে এবং অত্যন্ত উৎসাহের সাথে এসব রাতের আঁধারে গজিয়ে ওঠা 
মাশহাদ ও মাযারের নামে স্থাবর ও অস্থাবর সম্পত্তি ওয়াকফ করলেন । এসব 
মাযার ও বুযুর্গদের জায়গায় গড়ে উঠল আকাশচুম্বী প্রাসাদ এবং নির্মিত হলো 


১. আর-রাদ্দু 'আলা 'ল-আখনাঈ, ৮২ পৃ. । 


২. আর-রাদ্দু 'আলা'ল-বাকরী, ২৭৭-৮ পৃ. । 
৩. পরিশিষ্ট দেখুন । 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ২০১ 


রৌপ্যমণ্ডিত গম্বুজ । পাণ্ডা, ঝাড়ুদার ও খাদেমদের একটি স্থায়ী গোষ্ঠী ও 
সম্প্রদায়ের সৃষ্টি হল। ধুমধাম ও বিরাট জীকজমকের সঙ্গে পীর-বুযুর্গদের এসব 
মাযার. সফরের রেওয়াজ দেখা দিল এবং বিরাট বিরাট কাফেলা দৃর-দৃরাত্তের 
এলাকা থেকে এভাবে সফর করে যেতে থাকল যেভাবে হাজীদের কাফেলা হজ্জে 
যেত। অনেক সময় এসব কাফেলা হজ্জ কাফেলার চেয়েও বিরাট আকৃতি ধারণ 
করত । মুসলিম জনসাধারণের সাধারণ মনোযোগ মসজিদ থেকে সরে গিয়ে 
মাশহাদের প্রতি কেন্দ্রীভূত হলো। হি. সপ্তম ও অষ্টম শতাব্দীতে “মাযার ও 
মাশহাদ'সমূহ তাদের দীনী যিন্দেগীতে তথা ধর্মীয় জীবনে কেন্ত্রীয় মর্যাদা লাভ 
করেছিল এবং সেগুলো বায়তুল্লাহ্‌ শরীফের প্রতিদ্বন্দ্বী ও প্রতিপক্ষে পরিণত হয়ে 
গিয়েছিল । শায়খু'ল ইসলাম ইমাম ইবনে তায়মিয়া (র)-এর লিখিত রচনাবলী 
থেকে জানা যায়, মাশহাদ-এর এই ফেতনা কতখানি মযবুতভাবে আসন গেড়ে 
বসেছিল এবং মূর্খ জাহিল ও উদ্দেশ্যবাদী মুসলমানদের সম্পর্ক এর সাথে 
কতখানি ঘনিষ্ঠ হয়ে গিয়েছিল। এই ফেতনা শক্তিশালী ও বিস্তৃত হবার পেছনে 
ফাতেমী১ সালতানাতের দূর পাশ্চাত্য হতে শুরু করে মিসর ও সিরিয়া পর্যন্ত 
বিস্তৃত শতাব্দীব্যাপী আড়ম্বরপূর্ণ হুকুমতের বিরাট ভূমিকা ছিল । তদুপরি রাফেযী 
ও শী'আ সম্প্রদায়ের সম্পর্ক শুরু থেকেই মসজিদের তুলনায় মাশহাদ এবং 
“হারামায়ন শারীফায়ন”২ এর মুকাবিলায় নজফ ও কারবালার সাথে বেশী ছিল। 
ইমাম ইবনে তায়মিয়া (র)-র জন্মের পূর্বেই যদিও মিসর ভূমিতে প্রতিষ্ঠিত 
ফাতিমী হুকুমত খতম হয়ে গিয়েছিল, তথাপি তার মানসিক ও সভ্যতাগত প্রভাব 
তখনও অবশিষ্ট ছিল, বিশেষ করে সিরিয়ায় তখনও বিপুল সংখ্যক ইসমা'ঈলী ও 
অপরাপর শী“আ বর্তমান ছিল যাদের সাহচর্ষের প্রভাব সাধারণ ও অজ্ঞ 
মুসলমানদের ওপর গিয়ে পড়ছিল। অতঃপর ভ্রান্ত কিসিমের তাসাওউফ, যার 
ভেতর বুযুর্গদের মাযার ও মাশহাদ বিশেষ গুরুত্ব ও পবিত্রতার দাবীদার এবং 
এসব মাযার ও মাশহাদে অনুষ্ঠিত বার্ষিক সমাবেশ (ওরস) প্রভৃতির রেওয়াজ এ 
সবের (মাযার ও মাশহাদের) রওনক আরও বাড়িয়ে দিয়েছিল এবং এখন তা 
শির্ক ও বিদ'আতের বিরাট আড্ডায় পরিণত হয়েছিল । ইমাম ইবনে তায়মিয়া 
(র) এসব মাযার ও মাশহাদ সম্পর্কে আলোচনা করতে গিয়ে লেখেন £ 
মাযার ও মাশহাদ-এর হজ্জ 

কিছু লোক আছে যারা কবরগুলোর হজ্জ করে। কিছু লোক এসব সফরের 

আদব ও হুকুম-আহকামের ওপর কিতাব পর্যন্ত লিখেছে যার নাম রেখেছে 

তারা “মনাসিক হাজ্জ আল-মাশাহিদ” (১৯ ll Lie)! 


১. সাধারণভাবে ফাতেমী সালতানাত নামে মশহুর । মূলত এটি উবায়দী হুকুমত ছিল । 
দ্র. ইসলামী রেনেসার অগ্রপথিক, ১ম খণ্ড, ২৯০ পৃ. । 
২. মন্ধা ও মদীনা শরীফ 


www.almodina.com 


২০২ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 
অনন্তর আবূ 'আবদিল্লাহ্‌ মুহাম্মদ ইবন নু'মান আল-মুলাক্কাব বি'ল-মুফীদ' 
নামক একজন শী'আ “আলিমের উল্লিখিত নামের কিতাব রয়েছে । এতে বহু 
মাথামুণ্ডুহীন অলীক বর্ণনা আহলে বায়ত-এর নামে পেশ করা হয়েছে । এসব 
বর্ণনার যে কোন ভিত্তি নেই সে ব্যাপারে তত্ৃজ্ঞ পণ্তিতগণ অনবহিত নন। 
কিছু কিছু লোক বিরাট ধুমধামের সাথে ও মহাআড়ম্বর সহকারে 
পীর-বুযুর্গদের কবর যিয়ারতের উদ্দেশ্যে-সফর করে । যদিও তারা একে 
মানাসিক-এ হজ্জ (হজ্জের আরকান) অথবা হজ্জ বলে না বটে, কিন্তু 
এতদুভয়ের মাঝে কোন পার্থক্য নেই । এদের কেউ কেউ কসম খেতে গিয়ে 
বলেঃ 
- ৮০৮৮) 4241 ৯০ ৪১4) ৬০৭) ৯৪ 
তারা আঁ-হযরত সাল্লাল্লাহু “আলায়হি ওয়া সাল্লাম-এর পানে হজ্জের কথা 
বলে, কিন্তু বায়তুল্লাহ্‌ শরীফের পানে হজ্জ করার কথা আলোচনা করে না। 
কোন কোন হাজীদের হজ্জের পেছনে প্রধান উদ্দেশ্যই থাকে রসূল (সা)-এর 
কবর মুবারক যিয়ারত, বায়তুল্লাহ্‌র হজ্জ নয়।৯ 
বায়তুল্লাহ্‌্র হজ্জের ওপর প্রাধান্য দান 

কিছু কিছু লোক (পীর-বুযুর্গদের) কবর যিয়ারতকে বায়তুল্লাহ্র হজ্জের ওপর 
প্রাধান্য দিয়ে থাকে। কোন কোন লোকের এরূপ “আকীদা রয়েছে যে, যদি 
অমুক বুযুর্গের কবর দু'তিনবার যিয়ারত করা যায় তাহলে এক হজ্জ হয়ে 
যাবে । কেউ কেউ কোন কোন বুযুর্গের মাযারকে “আরাফাত ময়দানের সাথে 
তুলনা করে থাকে এবং হজ্জ মৌসুমে সেখানে সফরে যায় ও সেখানে উকৃফ 
(অবস্থান) করে থাকে যেরূপ “আরাফাত প্রান্তরে হাজ্জীগণ অবস্থান করে 
থাকেন। পূর্ব ও পশ্চিমা দেশগুলোতে এ রকম ঘটনা ঘটে থাকে । কারো 
কারো 'আকীদায় এই সব পবিত্র স্থান যিয়ারত কিংবা আপনাপন বুযুর্গের 
কবর যিয়ারতের উদ্দেশে ভ্রমণ হজ্জের সফর অপেক্ষা উত্তম । এক মুরীদ 
যিনি সাতবার হজ্জ করেছিলেন অপর মুরীদকে বলেন ঃ পীর শায়খ-এর 
কবর যিয়ারত এই সাত হজ্জের বিনিময়ে বিক্রি করবে? সে তার পীরের 
সাথে পরামর্শ করল। পীর তাকে এই বলে নিরুৎসাহিত করে, এই ব্যবসায়ে 
সে ক্ষতিগ্রস্ত হবে। এদের কাউকে কাউকে একথাও বলতে শোনা গেছে, 
কেউ সাত বার তার পীরের কবর প্রদক্ষিণ করলে এক হজ্জের সওয়াব 
পাবে ।২ 


১. আর-রাদ্দু 'আলা'ল-বাকরী, ২৯৫ পৃ. । 
২. আর-রাদ্দু 'আলা'ল-বাকরী, ২৯৭ পৃ. ৷ 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ২০৩ 
মসজিদের জনশৃন্যতা, ভগ্ন ও জীর্ণ দশা এবং মাশহাদ (মাযার)-এর 
জমজমাট ও রমরমা অবস্থা 

তাদের অনেকেই মসজিদগুলোকে জনশূন্য, ভগ্রাদশায় ও ধ্বংস-প্রায় অবস্থায় 
ফেলে রাখে । পক্ষান্তরে মাশহাদ ও মাযারগুলোকে জনবহুল ও জমজমাট 
রাখে । পাঞ্জেগানা সালাত আদায়ের নিমিত্ত যে সব মসজিদ নির্মিত হয়েছিল 
তাদের সে সব মসজিদ একেবারেই জনশূন্য ও আলোবিহীন দৃষ্টিগোচর হয়। 
গরীব মহল্লাবাসী যদি কোনক্রমে ফরাশ কিংবা জায়নামাযের ব্যবস্থা করতে 
পারল তো করল, নইলে তাও হয় না। দেখে শুনে মনে হয়, এ যেন কোন 
সরাইখানা যার দেখবার কেউ নেই! এর বিপরীতে মাযার ও মকবরাগুলো 
দেখুন, উপরে গেলাফ চড়ানো, স্বর্ণ-রৌপ্যের ঝালরমন্তিত, মেঝে মর্মর 
পাথরের মোজাইককৃত, সকাল-সন্ধা দু'বেলাই নযর-নেয়ায আসছে। একি 
আল্লাহ্‌ ও তার আয়াতসমূহ এবং তদীয় রাসূল (সা)-এর প্রতি সুস্পষ্ট অবজ্ঞা 
ও শির্ক-এর প্রতি প্রকাশ্য সম্মান প্রদর্শন নয়? এসব কেন হয়? তাদের 
বিশ্বাস, মাযারে শায়িত বুযুর্গ ব্যক্তির দু'আ ও তার দোহাই আল্লাহ্‌র ঘরে 
গিয়ে আল্লাহ্র নিকট চাওয়া এবং আল্লাহর দোহাই দেবার তুলনায় 
অধিকতর কার্যকর ও ফলপ্রসু । এজন্য স্বাভাবিকভাবেই আল্লাহ্র ঘরের 
(মসজিদের) মুকাবিলায় সেই ঘর অগ্রাধিকার লাভ করে যে ঘর বানানো হয় 
মানবগোষ্ঠীর দু'আর জন্য । যদি মসজিদের জন্যও কোন ওয়াকফ থাকে এবং 
মাযারের জন্যও কোন ওয়াকফ থাকে, দেখা যাবে মাযারের নামে ওয়াকফ 
তাদের নিকট অধিকতর গুরুত্বপূর্ণ এবং মসজিদের তুলনায় পরিমাণে বিরাট 
অংকের । এক্ষেত্রে তারা “আরবের মুশরিকদের পদে পদে অনুসরণ করছে 
যাদের অবস্থা সম্পর্কে আল্লাহ্‌ পাক সূরা আন“আম-এ নিম্নোক্ত বর্ণনা 
দিয়েছেন ঃ 
1১105 51০১৮৮২১২1০ ১৯|। ills, 
EASA USL LAS, Alias ১৫৮5১৯41101 
AILS dl 4৮১৪৩৪41005 ig GL dt Ja 
- IS 
আল্লাহ্‌ যে শস্য ও গবাদি পশু সৃষ্টি করেছেন তার ভেতর থেকে তারা 
আল্লাহ্র জন্য এক অংশ নির্দিষ্ট করে এবং নিজেদের ধারণা অনুযায়ী বলে, 
‘এটা আন্মাহ্‌্র জন্য এবং এটি আমাদের দেবতাদের জন্য, যা তাদের 


www.almodina.com 


২০৪ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 


দেবতাদের অংশ তা আল্লাহ্‌র কাছে পৌছায় না এবং যা আল্লাহ্‌র অংশ তা 
তাদের দেবতাদের কাছে পৌছায়; তারা যা মীমাংসা করে তা নিকৃষ্ট ।১ 


ওপরের উদ্ধৃতি থেকে পাঠক পরিমাপ করতে পারবেন, হি. সপ্তম ও অষ্টম 
শতাব্দীতে শক্তিশালী মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠিত থাকা সত্তেও এবং যখন 
ইসলামের বড় বড় ইমাম, শ্রেষ্ঠতম মুহাদ্দিস ও ফকীহ বর্তমান ছিলেন, বিরাট 
বিরাট মাদরাসা ও জ্ঞানের কেন্দ্র (€ইলমী মারকায) বিদ্যমান ছিল, তথাপি 
মুসলিম জনসাধারণ কিরূপ মূর্খতাপ্রসূত “আকীদা ও কার্যকর গোমরাহীতে জড়িত 
ছিল এবং কোন্‌ পর্যায়ের শির্কমূলক “আকীদা ও আমল মুসলিম সমাজ জীবনে 
সাধারণ মুসলিম মন-মেযাজে আসন গেড়ে বসেছিল । সাধারণ মুসলমান ও অজ্ঞ 
জাহিলদের কথা বাদ দিলেও বহু 'উলামা ও ফুকাহাও এসব “আমল-*আকীদা 
সম্পর্কে বহুবিধ সন্দেহ ও সংশয়ের শিকার ছিল এবং তাদের লেখা ও প্রদত্ত 
ফতওয়া থেকে অনুমিত হয় যে, শির্ক ও তওহীদ সম্পর্কে তাদের মন-মস্তিষ্কও 
ততটা পরিষ্কার ও একাগ্র ছিল না যতটা এমন একজনের থাকা উচিত যিনি 
তওহীদের “আকীদা সরাসরি কুরআন ও হাদীস থেকে গ্রহণ করেছেন এবং যার 
সামনে রসূলুল্াহ্‌ সাল্লাল্লাহু “আলায়হি ওয়া সাল্লামের সুবর্ণ যুগ ও সাহাবা-ই 
কিরাম (রা)-এর কল্যাণ ও বরকতময় যমানার নমুনা, বাণী ও কর্ম রয়েছে। এই 
শ্রেণীটির চিন্তাধারার পরিমাপ, যারা নিজেদের যুগ-যমানার প্রচলিত প্রথা ও 
প্রাচীন অভ্যাসমূহ দ্বারা প্রভাবিত ছিল, ইমাম ইবনে তায়মিয়া (র)-র সমসাময়িক 
শায়খ “আলী ইবন ইয়া'কুব আল-বাকরী ও আল-আখনাঈর সে সব রচনা থেকে 
করা যাবে যার প্রত্যাখ্যানে ইমাম ইবনে তায়মিয়া (র) দু'টি বিস্তৃত গ্রন্থ 
লেখেন।২ যে গ্রন্থ থেকে ইতিপূর্বে উদ্ধৃতি পেশ করা হয়েছে। 


১. সূরা আন“আম, ১৩৬ আয়াত; আয়্যামে জাহিলিয়াতে মুশরিকদের নির্বুদ্ধিতা ও আল্লাহ 
তা'আলার প্রতি ধৃষ্টতাপূর্ণ কাজের বর্ণনা দেওয়া হয়েছে। তারা উৎপন্ন ফসল বা গবাদি পশু 
আল্লাহ্‌ ও দেবতাদের জন্য উৎসর্গ করত । ভাল বস্তু দেবতাদের ভাগে দিত, অধিকন্তু আল্লাহ্‌র 
ভাগ থেকে দেবতাদের ভাগে মিশিয়ে দিত এই বলে যে, আল্লাহ্‌ মুখাপেক্ষী নন, তার প্রয়োজন 
নেই; দেবতারা মুখাপেক্ষী, তাদের প্রয়োজন রয়েছে । অথচ তারা এটুকু বুঝতে চেষ্টা করত না 
যে, মুখাপেক্ষী দেবতা কিরূপে মা'বুদ হতে পারে! 


২. 4১৬4০ Gaba. ss IAL ১৪১০৮) oly ৮৬ ৮৯৮৯৭ 
০:১৮ ৯১১০1 iY ভা125 ১০৭। ৮০৮০৪ )৪। ৯ 7 4৮৮৬ a 
4২১1, 4৯:1৮ ৮৯-০1-2551) 55৮5911 0 

»৪১ ৫ ২১০০৬ 
শেষোক্ত গ্রন্থটি প্রথমোক্ত গ্রন্থের হাশিয়ায় লিখিত । 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ২০৫ 


ইমাম ইবনে তায়মিয়া (র)-র সংস্কার কর্ম এবং শির্কমূলক “আকীদার 
প্রত্যাখ্যান ও বিরোধিতা 

ইমাম ইবনে তায়মিয়া (র) এ সব শির্কমূলক কর্মকাণ্ড ও রীতিনীতির 
বিরুদ্ধে জিহাদী ও পুনর্জাগরণের পতাকা তুলে ধরেন এবং সাধারণ মানুষের 
সন্তুষ্টি ও অসন্তুষ্টি, অধিকন্তু বিশিষ্ট ও সাধারণ নির্বিশেষে সকলের রোষ ও' 
ভর্সনার দিকে একেবারেই ভ্রাক্ষেপ না করে তিনি প্রচলিত কর্মকাণ্ড, রীতিনীতি, 
শির্কমূলক ‘আকীদা ও ধ্যান-ধারণা প্রত্যাখ্যান করেন এবং এসব “আকীদা ও 
কল্পিত ধ্যান-ধারণার ওপর কুঠারাঘাত করেন যা ছিল শির্কমূলক কর্মরীতির 
বুনিয়াদ। 

এসব মাযারে জনতার ভিড় ও শির্কমূলক কর্মকাণ্ড ও রীতিনীতির সবচেয়ে 
বড় কারণ ছিল, জনসাধারণ এসব মাযারবাসীর নিকট নিজ নিজ মকসূদ হাসিল 
ও উদ্দেশ্য পূরণের নিমিত্ত দু'আ করত, তাদের নামে দোহাই দিত, তাদের আশ্রয় 
প্রার্থনা করত । ইমাম ইবনে তায়মিয়া (র) তার রচনায় পরিষ্কারভাবে লিখেন, 
আল্লাহ্‌ ভিন্ন অপর কারোর নিকট দু'আ আদৌ জায়েয নয় এবুং এটি সুস্পষ্ট শির্ক 
যা মুসলমানদের অজ্ঞতা ও অমুসলিম জাতিগোষ্ঠীর সঙ্গে মেলামেশার দ্বারা 
মুসলমানদের মধ্যে অনুপ্রবেশ করেছে । আর-রাচ্দু “আলা'ল-বাকরী গ্রন্থেতিনি 
বলেন ঃ 


গায়রুল্লাহ্র নিকট দুআ ও সাহায্য কামনার প্রতি নিষেধাজ্ঞা 


রসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু “আলায়হি ওয়া সাল্লাম-এর শিক্ষামালা অধ্যয়ন করা 
এবং তা ভালভাবে উপলব্ধির পর নিশ্চিত ও অকাট্যভাবেই জানা যায়, তিনি 
তার উম্মতকে কোন মৃত পয়গম্বর কিংবা পুণ্যবান লোকের কাছে দু'আ 
করবার অনুমতি দেন নি, না ফরিয়াদ জ্ঞাপন হিসাবে, আর না সাহায্য 
কামনা হিসাবে আর না উপকার পাবার আশায় । ঠিক তেমনি তার উম্মতের 
পক্ষে কোন মৃতের কিংবা জীবিত ব্যক্তির সামনে সিজদাবনত হওয়া কিংবা 
জীবিত কিংবা মৃতকে সিজদা করা জায়েয নয় এবং যে সব “আমল 
ইবাদতের শামিল (জীবিত কিংবা মৃতের সামনে অনুমোদিত নয়) তেমন 
কিছু । আমরা বেশ ভালই জানি যে, তিনি এসব বিষয়কে নিষেধ করছেন 
এবং এগুলো সেসব শির্ক-এর অন্তর্গত, আল্লাহ্‌ পাক ও তদীয় রসূল (সা) 
যেগুলোকে হারাম বলে অভিহিত করেছেন। কিন্তু যেহেতু বিগত 
যমানাগুলোতে অজ্ঞতা ও মূর্খতা ব্যাপকভাবে বিস্তার লাভ করেছিল এবং 
নবৃওতের শিক্ষা ও রিসালতের চিহ্বাদি সম্পর্কে জানাশোনা খুবই কম ছিল, 
সেজন্য বনু 'উলামা' ততক্ষণ পর্যন্ত এ সব অজ্ঞ মূর্খদেরকে কাফির বলতে 


www.almodina.com 


২০৬ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 
সতর্কতা অবলম্বন করেছেন যতক্ষণ পর্যন্ত না তাদের সামনে নবী করীম 
সাল্লাল্লাহু “আলায়হি ওয়া সাল্লামের শিক্ষা এবং দীন সম্পর্কিত বিধি-বিধান 
স্পষ্ট প্রতিভাত হয়েছে ।১ 

অন্য একবার তিনি লিখছেন ঃ 


মৃতের নিকট স্বীয় প্রয়োজনীয় জিনিস চাওয়া অথবা তার নিকট ফরিয়াদ 
জানানো প্রচলিত রীতি হিসাবে অনেক জায়গায় দেখতে পাওয়া যায়। 
শরীয়তে মুহাম্মদীর সঙ্গে এর কোন সম্পর্ক নেই। প্রকৃতপক্ষে এটি এক 
প্রকার মূর্তিপূজা। এজন্যই এ সব দু'আকারীর সামনে কখনো কখনো 
এসে থাকে । অনেক সময় মূর্তিপূজকদের ক্ষেত্রেও এমনটি ঘটতে দেখা যায়, 
বরং ঘটনা এই যে, যেমনটি হযরত ইবনে “আব্বাস (রা) বলেন £ 
মূর্তিপূজার সূচনা কবর থেকেই হয়েছে।২ 
মারও একবার তিনি বলেন ঃ 


কোন মৃতের কিংবা অদৃশ্য ব্যক্তির নিকট কিছু চওয়া, চাই তিনি পয়গন্বরই 
হোন অথবা না-ই হোন, এমন “আমলের অন্তর্গত যা হারাম । এই ব্যাপারে 
মুসলিম ইমামগণ একমত । আল্লাহ্‌ এবং তদীয় রসূল (সা) এ বিষয়ে যেমন 
আদেশ করেন নি, তেমনি সাহাবায়ে কিরাম (রা) ও তাবি'ঈদের কেউই 
এমনটি করেন নি এবং মুসলিম ইমামগণের কেউ তা পছন্দও করেন নি। যে 
দীন এ মুহূর্তে আমাদের সামনে ও সংরক্ষিত আকারে চলে আসছে তা 
থেকে সুস্পষ্টভাবে একথা প্রমাণিত হয় যে, ইসলামের সর্বোত্তম ও সোনালী 
যুগে আদৌ এর কোন প্রচলন ছিল না। কোন লোক মুশকিলে কিংবা 
বিপদে-আপদে পড়লে কিংবা কারোর কোন প্রয়োজন দেখা দিলে কেউ 
অতীত কালের কোন বুযুর্গ কিংবা পয়গম্বরের নাম ধরে ধরে একথা বলত 
না, এ... (৮১ ৮১। ১১২১৪ ৭০-০৬ ছেযূরে ওয়ালা! আমি আপনার 
আশ্রিত)। আমি আপনার গিলাফ ধরেছি অথবা ওহে বাবা বুযুর্গ! আমার 
জরুরত আপনি মিটিয়ে দিন, পূরণ করে দিন আমার সকল জরুরী হাজত, 
যেমনটি সে যুগের কোন কোন মুশরিক তাদের এমন সব সাধু পুরুষের নাম 
ধরে বলত যারা হয় মারা গেছে অথবা সেখানে বর্তমান নেই। অন্য কোথা 
থেকেও একথা প্রমাণিত হয় না যে, কোন সাহাবী আঁ-হযরত সাল্লাল্লাহু 
“আলায়হি ওয়া সাল্লাম-এর ইনতিকালের পর তার অথবা অন্য কোন 


১. আর-রাদ্দু 'আলা'ল-বাকরী, ৩৩৭ পৃ. ৷ 
১. এ, ৫৬ পৃ. 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ২০৭ 


পয়গম্বরের রওযা মুবারকের পাশে গিয়ে কিংবা দূরে থেকে তার কিংবা 
তাদের দোহাই দিয়েছেন। সাহাবা-ই কিরাম (রা)-এর সাথে কাফির 
মুশরিকদের বড় বড় যুদ্ধ হয়েছে, বহু বার তাদের শত্রুদের বিরুদ্ধে দৌড়াতে 
হয়েছে, ভীষণ সংঘর্ষ হয়েছে, মাঝে মাঝে মারাত্মক সংকটজনক পরিস্থিতির 
সম্মুখীন হতে হয়েছে। এতদ্সত্তেও তারা কখনো না কোন নবীর দোহাই 
দিয়েছেন, আর না নবী ভিন্ন অপর কারোর দোহাই পেড়েছেন, না আল্লাহ্‌র 
কোন সৃষ্ট জীবের কসম খেয়েছেন, না কোন আম্বিয়া (আ) কিংবা গায়র 
আশ্বিয়ার কবরে দু'আর জন্য গেছেন, আর না নামায পড়বার জন্যই 
গিয়েছেন । ইমাম মালিক (র) ও কতক “উলামা তো এতটুকুও পছন্দ করেন 
নি যে, কোন লোক রওযা মুবারকের পাশে গিয়ে নিজের জন্যই দু'আ 
করবে । তারা পরিষ্কার বলেছেন যে, এটি এমন এক বিদ'আত যার নজীর 
সাহাবায়ে কিরাম (রা) ও তাবিঈদের যুগে মেলে না।১ 


তিনি তার বিখ্যাত “আত-তাওয়াসসুল ওয়া'ল-ওয়াসীলা' নামক গ্রন্থে লিখছেন ঃ 


ফেরেশতাকুল ও আম্বিয়া “আলায়হিমু'স-সালামের নিকট তাঁদের ইনতিকালের 
পর অথবা তাদের অবর্তমানে দু'আ করা, তাদের কাছে চাওয়া, তাদের 
দোহাই দেওয়া, তাঁদের নিকট কিংবা তাদের প্রতিকৃতির নিকট সুপারিশ 
কামনা এমন একটি নতুন দীন (ধর্ম) আল্লাহ পাক যা আমাদের জন্য 
শরীয়ত হিসাবে অনুমোদন দেন নি, আর এ দীনসহ কোন নবীকেও পাঠান 
নি এবং এর সমর্থনে কোন আসমানী কিতাবও নাযিল করেন নি ।২ 


গায়রুল্লাহ্র নিকট দুআ হারাম হবার অন্তর্নিহিত তাৎপর্য 


উক্ত গ্রন্থের এক জায়গায় তিনি এই হারামের তাৎপর্য বয়ান করতে গিয়ে 


লিখছেন ঃ 


ফেরেশতাকুল আমাদের জন্য দু'আ ও ক্ষমা প্রার্থনা করে থাকে, একথা বলা 
সত্তেও আমাদেরকে ফেরেশতাদের নিকট দু'আ করতে আল্লাহ্‌ পাক নিষেধ 
করেছেন । তেমনি আম্বিয়া-ই-কিরাম (আ), নেককার ও সালিহ বান্দাহগণ 
যদিও তাদের কবরে জীবিত, যেমন কোন কোন আলামত (১৮১।) থেকে 
এতে জানা যায় যে, তারা জীবিত মানুষদের জন্য দু'আও করেন, কিন্তু 
কারোরই স্বয়ং তাদের নিকট দু'আ করা জায়েয নয় এবং সলফে সালিহীন 
তথা প্রাচীন বুযুর্গদের থেকেও এমনতরো বর্ণনা পাওয়া যায় না। কেননা এ 


১. আর-রাদ্দু আলা'ল-বাকরী. ২৩৪ পৃ. ৷ 
২. 4১119 ০০5৮1 sil ১১৪১৪ ১৫ পা 


www.almodina.com 


২০৮ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 

জাতীয় কর্মের মাধ্যমে শির্ক-এর রাস্তা খুলে যায় এবং তাদের পূজা শুরু 
হয়। এর বিপরীতে তাদের জীবদ্দশায় তাদের নিকট কিছু চাওয়া হলে কিংবা 
প্রার্থনা পেশ করলে তা শির্ক পর্যন্ত পৌছায় না। দ্বিতীয় বিষয় হলো, 
ফেরেশতাকুল, আত্বিয়া-ই-কিরাম ও পুণ্যবান লোকেরা তাদের ইনতিকালের 
পর জীবিত লোকদের জন্য যা কিছু দু'আ ও ক্ষমা প্রার্থনা করেন তা একটি 
আল্লাহ্‌ কর্তৃক সৃজন নির্ধারিত (৮১:55) ব্যাপার যার ভেতর অপরের 
প্রার্থনা ও দু'আর কোন ভূমিকা নেই। এর বিপরীতে জীবিতাবস্থায় প্রার্থীর 
চাওয়া শরীয়ত অনুমোদিত । ইনতিকালের পর তারা এ সব বস্তুর জন্য আর 
দায়ী (<) থাকেন না। 


কবরবাসীর নিকট দু“আকারীদের বিভিন্ন শ্রেণী ও এর রূপ 


এক জায়গায় তিনি কবরের নিকট দু'আ ও সওয়ালকারীদের বিভিন্ন প্রকার 
ও অবস্থা লিখে আলাদা আলাদা হুকুম বর্ণনা করেছেন । তিনি বলেন $ 


কেউ যখন কোন পয়গম্বর কিংবা পুণ্যবান লোকের কবরের পাশে গিয়ে 
দীড়ায় কিংবা এমন কোন কবরের কাছে যায় যে কবর সম্পর্কে তার ধারণা, 
এটি কোন পয়গম্বর অথবা আল্লাহর কোন সালিহ বান্দাহ্র কবর হবে (অথচ 
তাদের ধারণা সত্য নয়) আর এই ভেবে তারা সেই কবরে প্রার্থনা জানায়, 
যাঞ্গরা করে, সিজদা করে। এগুলো তিন ধরনের হয়ে থাকে। 


প্রথমত, তারা কবরবাসীর নিকট নিজ নিজ প্রয়োজন পূরণের নিমিত্ত হাত 
পাতে, প্রার্থনা জানায় । যেমন, তার নিকট তারা তাদের পালিত 
জীব-জানোয়ারের অসুখ-বিসুখ সারিয়ে দেবার অথবা খণ পরিশোধের 
কিংবা স্বীয় দুশমন থেকে প্রতিশোধ গ্রহণ অথবা নিজেদের 
পরিবার-পরিজনের ও পালিত পশুগুলোর শরীর স্বাস্থ্য যেন ভাল থাকে 
তজ্জন্য আবেদন জানায় এবং এমনও সব বিষয়ের জন্য আবেদন জানায় যা 
পূরণের ক্ষমতা আল্লাহ্‌ ভিন্ন আর কারোর নেই। এ তো সুস্পষ্ট শির্ক, আর 
যারা এতে লিপ্ত তাদের তওবাহ করানো উচিত । যদি তওবাহ করে তবে 
তো ভাল, অন্যথায় তাদের কতল করতে হবে। 


আর যদি তারা বলে যে, আমি এই মাযারবাসী কিংবা এই পয়গম্বর অথবা 
এই বুযুর্গ ওলীর নিকট এজন্যই আবেদন করছি, আমার প্রার্থনা জানাচ্ছি 
তিনি যদি আমার এ সব ব্যাপারে আল্লাহ্র দরবারে একটু সুপারিশ করেন, 
সেজন্য তাকে আমি ওসীলা বা মাধ্যম বানাচ্ছি যেমন করে রাজা-বাদশাহ্‌্র 
দরবারে কার্য সিদ্ধির জন্য সেখানকার বিশিষ্ট ও সাধারণ লোকদের ওসীলা 
বানানো হয়ে থাকে, তাহলে এ আমলও খিস্টান ও মুশরিকদের আমলের 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ২০৯ 


মতই । কেননা তারাও এ কথাই বলে, তারা তাদের সাধু-সন্ন্যাসী ও 
মঠবাসী লোকদেরকে (আহবার ও রুহবান) কেবল সুপারিশকারী হিসেবেই 
নিয়ে থাকে এবং নিজেদের লক্ষ্য ও উদ্দেশ্য হাসিলের জন্য আল্লাহ্‌র দরবারে 
তাদের দিয়ে সুপারিশ করাতে চায় মাত্র । ঠিক তেমনি মুশরিকদের সম্পর্কে 
আল্লাহ্‌ তা'আলা আমাদেরকে অবহিত করেছেন, (মূর্তিপূজার কারণ 
হিসেবে) তারা বলে যে, (৮৯1) «[1| ৮1 ৮১৬১৪1১। ১৯১১১১৪ অর্থাৎ 
আল্লাহ্‌র নিকট সান্নিধ্যে পৌছিয়ে দেবে বলেই আমরা দেব-মূর্তিগুলোর 
পূজা-অৰ্চনা করি । আরও ইরশাদ হচ্ছে 8 
৩৬৫০০ ২1৯১৮৫৬131 45 45০৮৮8০5410) ৩৩১ ০১ 1১৯৯৩। ?। 
2১1-৯০০]। 41141 4০ Laas হ/০৪। UJI ০34৪৯০৪315৬ 
- ৮১৯৯১১4541০ only 
তবে কি ওরা আল্লাহ্‌ ব্যতিরেকে অন্যকে সুপারিশ ধরেছে? বল, ‘ওদের কোন 
ক্ষমতা না থাকলেও এবং ওরা না বুঝলেও?’ বল, “সকল সুপারিশ আল্লাহরই 
ইখতিয়ারে, আকাশমণ্ডলী ও পৃথিবীর সার্বভৌমত্ব আল্লাহরই; অতঃপর 
তারই নিকট তোমরা ফিরে যাবে 1" [সূরা যুমার £ ৪৩-৪৪] 
আরও ইরশাদ হচ্ছে 8 
- LIAL ৬৯১১ ৬৩ ৩০ ১৩৯৬১ ৭০ 
আরও ইরশাদ হচ্ছে ঃ তিনি ভিন্ন তোমাদের কোন অভিভাবক নেই এবং 
সাহায্যকারীও নেই; তবুও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না? 


(সূরা সজদা 8 ৪) 
এমনি ইরশাদ হচ্ছে 8 
- 4535231১৯১০ ৮৪4০ 5১41৩ ০০ 
কে সে, যে তার অনুমতি ছাড়া তার নিকট সুপারিশ করবে? 
[সূরা বাকারা ৪ ২৫৫] 


দ্বিতীয়ত, উক্ত বুযুর্গ কিংবা মাযারবাসীর নিকট কোন কর্মের তলব করা হবে 
না কিংবা তার নিকট দু'আও করা হবে না। তার নিকট কেবল এতটুকু 
দরখাস্ত পেশ করা হবে, তিনি আবেনদকারীর আবেদনে সাড়া দিয়ে 
আবেদনকারীর উদ্দেশ্য হাসিলের জন্য একটু দু'আ করে দেবেন যেন তার 
মকসূদ পুরা হয়। যেমনটি কোন লোক জীবিত লোকের নিকট গিয়ে বলে 
যে, আপনি আমার জন্য একটু দু'আ করুন, যেমন করে সাহাবায়ে কিরাম 
(রা) হুযূর আকরাম (সা)-এর নিকট দু'আর জন্য দরখাস্ত করতেন । জানা 
দরকার. জীবিত মানুষের ক্ষেত্রে তো এটা জায়েয এবং শরীয়ত 
সাধক (২য়)-১৪ 


www.almodina.com 


২১০ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 


অনুমোদিতও । কিন্তু একজন মৃত পুণ্যাত্মা অথবা একজন পয়গম্বর এই 
দুনিয়া থেকে বিদায় নেবার পর তার নিকট দু'আর দরখাস্তের পেছনে 
শরীয়তের কোন সমর্থন নেই এবং এটি শরীয়তসম্মত কোন কর্ম নয় যে, 
আমরা কোন পীর-বুযুর্গ কিংবা পয়গম্বরের নিকট তার ইনতিকালের পর 
বলি, আপনি আমাদের জন্য দু'আ করুন অথবা আপনি আপনার প্রভু 
প্রতিপালক (রাব্ব)-কে বলে কয়ে আমাদেরকে এটা সেটা পাইয়ে দিন। 
কোন সাহাবী কিংবা তাবি'ঈ থেকেও এ জাতীয় কর্মের প্রমাণ নেই এবং 
এটা কোন ইমামেরও মসলা নয় । কোন হাদীসও এর প্রমাণ হিসাবে পেশ 
করা যাবে না। পক্ষান্তরে এর বিপরীতে সহীহ হাদীস দ্বারা প্রমাণিত যে, 
হযরত ওমর (রা)-এর যমানায় একবার দুর্ভিক্ষ দেখা দিলে লোকেরা হযরত 
‘আব্বাস (রা)- কে দিয়ে দু'আ করিয়েছিল এবং তাকে ওসীলা (বন্ধু, 
মাধ্যম) বানিয়েছিল এবং বলেছিল, “হে আল্লাহ! এর আগে যখন আমরা 
দুর্ভিক্ষাবস্থার মুখোমুখি হতাম তখন তোমার নবী (সা)-কে ওসীলা 
বানাতাম আর তুমি বৃষ্টি বর্ষণ করতে । এখন আমরা আমাদের পয়গম্বর 
(সা)-এর চাচাকে ওসীলা বানাচ্ছি। অতএব, তুমি তোমার রহমতের 
বারিধারা পাঠাও । অনন্তর বৃষ্টি হয়েছে। তারা তাদের এই প্রয়োজন ও 
বিপদের মুহূর্তে তো রওযা মুবারকের কাছে যান নি এবং একথা বলেন নি, 
‘হে আল্লাহ্‌র রসূল! আমাদের জন্য আপনি দু'আ করুন এবং বৃষ্টি পাঠাবার 
ব্যবস্থা করুন। আমরা আপনার নিকট ফরিয়াদ জানাচ্ছি । কোন সাহাবী 
কখনো এরকম করেন নি। এটি এমনই এক বিদ“আত কুরআন ও হাদীসে 
যার কোন প্রমাণ মেলে না। 
তৃতীয় সূরত হল, যিয়ারতকারী একথা বলবে, “হে আল্লাহ্‌! অমুক পীর 
বা বুযুর্গের তোফায়লে, তোমার দরবারে যার বিরাট সম্মান ও মর্যাদা 
আমাকে অমুক জিনিসটি দিয়ে দিন, আমার সঙ্গে এমনতরো আচরণ 
করুন৷’ তা অনেক লোকের অভ্যাসই এমন কিন্তু এমনটি করা কোন 
সাহাবী কিংবা তাবিঈ অথবা প্রাচীন বুযুর্গদের কারোর থেকেই বর্ণিত নেই 
যে, তারা এভাবে দু'আ করতেন। কোন কোন “উলামায়ে কিরাম ও বুযুর্গ 
এর কেবল আঁ-হযরত (সা)-এর জন্য এজাযত দিয়েছেন এবং কেউ কেউ 
বলেন যে, তাও আঁ-হযরত (সা)-এর জীবদ্দশায় ছিল, চিরদিনের জন্য 
নয়।১ 
১. রিসালা যিয়ারাতি'ল-কুবুর মাশমুলা মাজমু' রাসাইল, ১০৬-১২ পৃ. সংক্ষেপিত । তাওয়াস্সুল 
সম্পর্কে ইমাম ইবনে তায়মিয়া (র)-র মতবাদ বিখ্যাত ও সকলের জানা । বিস্তারিত জানতে 


চাইলে দ্র. *!-..৬১-| ১ :/--,:1| ৯ <> ১২০১৪ কিন্তু অধিকাংশ ইমাম ও উলামা এ 
ব্যাপারে তার সঙ্গে দ্বিমত পোষণ করেন । 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ২১১ 


জীবিত লোকের নিকটও এমন কিছু চাওয়া জায়েয নয় যা ইহজাগতিক 
কার্য-কারণের উর্ধ্বে 
ইমাম ইরনে তায়মিয়া (রা) কেবল এটুকুকেই যথেষ্ট মনে করেন নি যে, 
কোন মৃত বুযুর্গ কিংবা পীর-পয়গম্বর অথবা মাযারবাসীর নিকট কিছু চাওয়া, 
প্রার্থনা দু'আ করা জায়েয নয়, বরং কোন জীবিত লোকের নিকটও এমন কোন 
বস্তু দাবী করা কিংবা কোন জিনিস চাওয়া যা পার্থিব বস্তুনিচয়ের উর্ধ্বে এবং 
'কুদরত'-এর “কুন ফায়াকুন' (১৩১ ১৫)-এর সঙ্গে সম্পর্কিত অথবা সেসব 
বিষয়ের সঙ্গে সম্পর্কিত যা কেবল আল্লাহ্‌র কুদরত ও ইচ্ছা-অভিরুচির সাথেই 
সঙ্গতিশীল হতে পারে এবং যেগুলোকে আল্লাহ্‌ তা'আলা তার নিজের সঙ্গে নিদিষ্ট 
রেখেছেন, তার মতে, নাজায়েয ও শির্ক। তিনি তদীয় পুস্তিকা 'যিয়ারাতু'ল- 
কুবুর'-এ বলেন ঃ 
বান্দাহ্র কাম্য বা ঈন্সিত বস্তু যদি সেসব বিষয় ও কার্যাবলীর সাথে 
সম্পর্কিত হয়, যার ওপর কেবল আল্লাহ্‌র অসীম কুদরত বা ক্ষমতা রয়েছে 
তা আল্লাহ্‌ ভিন্ন অপর কারোর নিকট চাওয়া! চাই তিনি বাদশাহই হন, নবী 
হন, পীর অথবা বুযুর্গ হন, হন জীবিত অথবা মৃত-_জায়েয নয়। উদাহরণত, 
নিজের কিংবা জীব-জানোয়ারের রোগ-মুক্তির মাধ্যমে স্বাস্থ্য কামনা, কোন 
নির্দিষ্ট কারণ ছাড়াই স্বীয় খণ পরিশোধ প্রার্থনা , গৃহবাসীদের শান্তি ও 
নিরাপত্তা এবং ইহলৌকিক ও পারলৌকিক বালা-মুসীবতের পরিহার অথবা 
শত্রুর ওপর জয় লাভ, কলবের হেদায়েত, গোনাহ্র মাগফিরাত, জান্নাত 
তথা বেহেশতে প্রবেশ, জাহান্নামের হাত থেকে পরিত্রাণ, বিদ্যা লাভ, 
কুরআন শরীফ পড়তে পারা, আত্মার সংস্কার, চারিত্রিক পরিশুদ্ধি, নফসের 
পবিত্রতা ইত্যাদি । এসব কেবল আল্লাহ্র নিকটই চাওয়া যেতে পারে । কোন 
লোকের পক্ষে কোন রাজা-বাদশাহ অথবা পীর-পয়গম্বরের নিকট, চাই তিনি 
জীবিত হোন অথবা মৃত-একথা বলা জায়েয নয় যে, আপনি আমার 
গোনাহ-খাতা মাফ করে দিন, আমাকে আমার শত্রুর ওপর জয়যুক্ত করে 
দিন, আমার রোগ-ব্যাধি নিরাময় করে দিন, আমার স্বাস্থ্য ও নিরাপত্তা দিন 
অথবা আমার ঘরের লোকেরা আমার পশুগুলো যেন ভাল থাকে ইত্যাদি । এ 
ধরনের দু'আ ও ফরমায়েশ জায়েয নয়। যদি কোন লোক কোন সৃষ্ট জীবের 
নিকট এ জাতীয় প্রার্থনা জানায় চাই॥ সে যে কেউ হোক, তাহলে সে 
মুশরিক এবং সে এমন সব মুশরিকদের মধ্যে পরিগণিত হবে যারা 
তৈরি করে তার সামনে প্রণতি জানাত, ভক্তি ও শ্রদ্ধার অর্ঘ্য নিবেদন করত, 
যেমন খ্রিষ্টান সম্প্রদায় হযরত “ঈসা মসীহ (আ) ও তীর সম্মানিতা মা 
হযরত মরিয়ম (আ)-এর উদ্দেশে দু'আ করত । 


১০০) ১ 51১1 ৩১১ Tol 511 ৪৫-৪৬ পৃ. | 


www.almodina.com 


২১২ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 
মধ্যস্থতার হাকীকত 

এই ক্ষেত্রে মধ্যস্থতার একটি বিতর্ক সৃষ্টি করা হয় থাকে এবং যে সমস্ত 
লোক হুযূর আকরাম (সা)-এর অথবা কোন ওলী-বুযুর্গের কিংবা পুণ্যাত্মার নিকট 
দু'আ অথবা সুপারিশ করাবার বিরোধী, তাদের সম্পর্কে বলা হয়ে থাকে, তারা 
মধ্যস্থতা অস্বীকার করেন। অথচ নবী-রসূলগণ স্রষ্টা ও সৃষ্টির মাঝে মধ্যস্থতা ও 
যোগসূত্র স্থাপনকারী এবং তাদের ব্যতিরেকে আল্লাহ্‌ পর্যন্ত পৌছা, এক কথায় 
অসন্ভব। ইমাম ইবনে তায়মিয়া (র) সুস্পষ্টভাবে এর জওয়াব প্রদান করেছেন 
এবং বলেছেন, মধ্যস্থৃতার দু'টো অর্থ রয়েছে, যার একটি অর্থ সত্যের ওপর 
প্রতিষ্ঠিত এবং সকলেই সে বিষয়ে একমত এবং তারই ওপর সমগ্র দীন-এর 
বুনিয়াদ প্রতিষ্ঠিত। আরেকটির অর্থ বাতিল, ভিত্তিহীন ও মনগড়া । তিনি এ 
বিষয়ে একটি স্বয়ংসম্পূর্ণ পুস্তিকাই রচনা করেছেন যার নাম bl 
_ 3৯13 3154 এতে তিনি বলেছেন, 

রসূলের মধ্যস্থ হবার অর্থ যদি হয় এই যে, সৃষ্টিজগতের জন্য এমন একজন 
মধ্যস্ৃতাকারী আবশ্যক যিনি আল্লাহ্‌র হুকুম-আহকাম ও তার ইচ্ছা-অভিরুচি 
আন্নাহ্‌র সৃষ্ট জীবকে বাতলে থাকেন, তাহলে এটি সর্বেব সত্য এজন্য যে, 
আল্লাহ্‌র সৃষ্টির পক্ষে তার (আল্লাহ্র) বিধি-বিধান, পালনীয় নির্দেশ, তার পছন্দ 
ও অপছন্দনীয় বিষয়সমূহ জানবার জন্য তারা ভিন্ন আর কোন মাধ্যম নেই। 
আল্লাহ্‌ পাক তার প্রিয়বন্ধু ও মকুবল বান্দাহদের জন্য যেসব নে'মতরাজি 
রেখেছেন (মৃত্যু- পরবর্তী জীবনে) এবং তার শত্রুদের জন্য যে আযাবের ওয়াদা 
করেছেন, তা তাদের ভিন্ন জানা যায় না। আল্লাহ্‌ পাকের কোন্‌ নাম ও গুণাবলী 
আল্লাহ্‌ তা'আলার অবিভাজ্য সত্তার শান ও মর্যাদার উপযোগী আর কোন্টি 
উপযোগী নয় কেবল বুদ্ধিবলে তা জানা যায় না, তা বুদ্ধির অগম্য। এসব 
হাকীকত ও বিশুদ্ধ জ্ঞান লাভ মাত্র আম্বিয়া “আলায়হিমু'স-সালামের মাধ্যমেই 
হতে পারে, যাদেরকে আল্লাহ্‌ পাক স্বীয় বান্দাদের হেদায়েত ও তা'লীম প্রদানের 
জন্য পাঠিয়েছেন। এটি এমন একটি মৌলিক বিষয় যার ওপর কেবল 
মুসলমানরাই নন, বরং ইয়াহুদী ও খ্রিস্টানরা পর্যন্ত একমত । তারা স্রষ্টা ও সৃষ্টির 
মাঝে এ ধরনের মাধ্যমের সমর্থক । এসব মাধ্যম আল্লাহ্‌ পাকের সেসব পয়গন্কর 
যারা আল্লাহ্‌র পক্ষ থেকে হুকুম-আহকাম ও তথ্যাদি পৌছিয়েছেন। আল্লাহ্‌ 
তা'আলা ইরশাদ করেন $ 

- wlll ১০৬ ১১১ SIU ০০ ৬৪৮৮০০৪4111 

(আল্লাহ্‌ তা'আলা তার পয়গাম পৌছে দেবার জন্যেই ফেরেশতা ও মানুষের 

ভেতর থেকে মনোনয়ন দিয়ে থাকেন। সূরা হজ্জ £ ৭৫)। যারা এই মাধ্যম 

অস্বীকার করে, তারা সমস্ত ধর্মের ও জাতি-গোষ্ঠীর মতে কাফির । আর 

মাধ্যমের অর্থ যদি এই হয় যে, মুনাফা, লাভ, ক্ষয়ক্ষতি প্রতিরোধ ও 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ২১৩ 


অবসানের জন্য এমন একটি মাধ্যমের প্রয়োজন অর্থাৎ এমন এক ব্যক্তিত্ব 
অপরিহার্য, যিনি রিযক, দরকারী সাহায্য, পথহারা লোকদের পথ দেখাতে 
আল্লাহ্‌ ও তদীয় বান্দাদের মধ্যে মাধ্যম হবেন, লোকে তার নিকট যে সমস্ত 
জিনিস চাইবে এবং তিনি আল্লাহকে বলে কয়ে সেসব জিনিস তাদেরকে 
দেবেন, লোকে তারই নিকট বুকভরা আশা করবে, তাহলে জেনে রেখ, 
এটাই হল পয়লা নম্বরের শির্ক যার ভিত্তিতে আল্লাহ্‌ তা'আলা পৌত্তলিক 
মুশরিকদেরকে কাফির অভিহিত করেছেন। কেননা তারা আল্লাহ্‌ ভিন্ন 
অন্যদেরকে অভিভাবক, বন্ধু ও সুপারিশকারী ধরে রেখেছিল যাদের মাধ্যমে 
তারা মুনাফা অর্জন করত এবং ক্ষতিকর বস্তুর হাত থেকে পরিত্রাণ পেত। 


জনসাধারণ, অজ্ঞ মানুষ এবং সাধারণের মতই বহু বিশিষ্ট লোক এত দূর 
পর্যন্ত বাড়াবাড়ি করেছিল, কেবল হযরত আশ্বিয়ায়ে কিরাম (আ) ও জনাব 
রসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু “আলায়হি ওয়া সাল্লামই নন বরং সাধারণ আওলিয়া-ই- 
-কিরাম ও সালিহীনকে নিজেদের ও আল্লাহ্‌র মাঝে মাধ্যম বানিয়ে রেখেছিল 
এবং দু'আ ও সাহায্য প্রার্থনা, আশা ও ভরসা (তাওয়ান্ুল) সবকিছুর সম্পর্ক 
তাদেরই সঙ্গে কায়েম রেখেছিল । ইমাম ইবনে তায়মিয়া (র) তাদের সম্পর্কে 
এই পার্থক্য করেছেন । তিনি বলেন ঃ 
আম্বিয়া 'আলায়হিমু'স-সালাম ভিন্ন “ইলমে দীনের যে সমস্ত ইমাম ও নেতা 
রয়েছেন, তাদের সম্পর্কেও এটাই বিস্তারিত বিবরণ যে, যে ব্যক্তি তাদেরকে 
রসূল (সা) এবং উম্মতের ভেতর মাধ্যম মানে এই অর্থ ও দৃষ্টিকোণ থেকে 
যে, তারা রসূল (সা)-এর হুকুম -আহকাম ও মসলা-মাসাইলের প্রচারক ও 
শিক্ষক এবং উম্মার মুরুব্বী, অনুসরণীয় । ব্যক্তিত্ব ও কর্মের আদর্শ নমুনা 
তাহলে তা ঠিকই আছে। এ সমস্ত ইমাম ও “উলামায়ে কিরাম যদি কোন 
মসলা-মাসাইলের ব্যাপারে একমত্যে উপনীত হন তবে তাদের এই 
এঁকমত্য অকাট্য দলীল হিসাবে বিবেচিত হবে । কেননা এরা সকলেই 
গোমরাহীর উপর একমত হতে পারেন না। আর যদি কোন মসলার ক্ষেত্রে 
তাদের মধ্যে মতানৈক্য দেখা দেয়, তাহলে এক্ষেত্রে সে আল্লাহ্‌ ও রসূলের 
দিকে প্রত্যাবর্তন করবে । কেননা তাদের ভেতর কেউই একক বা 
ব্যক্তিগতভাবে সম্পূর্ণ নির্দোষ কিংবা নিষ্পাপ নন। তাঁদের ভেতরের 
প্রত্যেকের কালামের গবেষণা ও বিচার-বিশ্লেষণের কিছু অংশ নেওয়া যেতে 
পারে এবং কিছুটা অংশ পরিত্যাগ করা যেতে পারে । কেবল রসূলুল্লাহ 
সাল্লাহু “আলায়হি ওয়া সাল্লামের মর্যাদামণ্ডিত সত্তাই পরিপূর্ণরূপে নির্দোষ 
এবং তার কোন হুকুম ও নির্দেশনাই পরিত্যাজ্য নয় । 
১. আল-ওয়াসিতা. ৪৬পু.। 


www.almodina.com 


২১৪ 


শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 

আর কোন লোক যদি একথা মনে করে যে, এই সব বুযুর্গানে দীন, ‘উলামা 
ও আইম্মায়ে কিরাম আল্লাহ্‌ এবং তীর সৃষ্টিকুলের ভেতর ঠিক তেমনি 
মাধ্যম, যেমন. কোন সম্রাট কিংবা রাজা-বাদশাহ ও তার প্রজাকুলের মাঝে 
সচিব ও দ্বাররক্ষীরা হয়ে থাকে, এরাই আল্লাহ্‌ পর্যন্ত তার সৃষ্টিকুলের 
প্রয়োজনসমূহ পৌছিয়ে থাকেন এবং তাদের মাধ্যমে আল্লাহ্‌ পাক তার 
বান্দাদেরকে হেদায়েত ও রিযিক (জীবিকা) প্রদান করেন, সৃষ্টিকুল তাদের 
নিকট প্রার্থনা জানায় এবং তারা আল্লাহ্‌র নিকট প্রার্থনা জানায় ঠিক তেমনি, 
যেমনি করে সচিব ও দ্বারক্ষী বাদশাহর নিকট প্রজাদের প্রয়োজনের কথা 
পেশ করে তা পূরণ করে থাকে । লোকে বাদশাহ্র নিকট সরাসরি নিজেদের 
আবেদন নিবেদন পেশ করে না, একে তারা বেআদবী মনে করে। তারা 
সচিবদের নিকট আবেদন পেশ করে । কেননা তাদের নিকট আবেদন পেশ 
করা অধিকতর ফলপ্রসূ হয়ে থাকে । আর তা এজন্য যে, তারাই বাদশাহ্‌র 
নিকট সান্নিধ্যে অবস্থান করেন, প্রার্থীরা করে না। যারা এ জাতীয় এবন্বিধ 
মাধ্যমের সমর্থক এবং এই অর্থে বুযুর্গানে দীন, “উলামায়ে কিরাম ও 
নেককার লোকদেরকে মাধ্যম মানে, তারা কাফির ও মুশরিক । তাদেরকে এ 
থেকে তওবাহ করানো ওয়াজিব। যদি তওবাহ করে তবে তো ভাল, 
অন্যথায় তাদেরকে হত্যা করতে হবে । এরা প্রকৃতপক্ষে সাদৃশ্যবাদের হাতে 
বন্দী; কেননা তারা সৃষ্ট জীবকে শ্রষ্টার সদৃশ জ্ঞান করে রেখেছে এবং 
আল্লাহ্‌র সমকক্ষ ও নজীর ঠাওরিয়ে নিয়েছে।১ 


মাশহাদসমূহ নিকৃষ্ট বিদ“আত 


ইমাম ইবনে তায়মিয়া (র) সেই সমস্ত মাশহাদ ও যিয়ারতগাহ্‌র ভীষণ 


বিরোধী ছিলেন যা গোটা মুসলিম বিশ্বে শির্ক ও বিদ'আত, অন্যায়-অনাচার ও 
পাপাচার এবং নানাবিধ নিষিদ্ধ ও গর্হিত কর্মের আখড়ায় পরিণত হয়ে গিয়েছিল । 
যেগুলো মুসলিম বিশ্বে এক বিরাট ফেতনার রূপ পরিগ্ৰহ করেছিল । তার বক্তব্য 
অনুযায়ী, এগুলো শরীয়তের প্রকাশ্য বিরোধী এবং বিগত যুগের ঘৃণিত 
বিদ'আত । (১৫-। ০ ১১৭। গ্রন্থে তিনি বলেন £ 


এই সব মসজিদ, যেগুলো কবরের ওপর নির্মাণ করা হয়েছে, মাশহাদ নামে 
অভিহিত। এ এমন একটি বিদ'আত, যা লোকে ইসলামে সৃষ্টি করেছে আর 
এগুলোর যিয়ারতের উদ্দেশ্যে গমনকে লোকে রেওয়াজে পরিণত করেছে, 
ইসলামী শরীয়তে যার কোন ভিত্তি নেই ৷ ইসলামের প্রথম তিন শতাব্দীতে, 
যে শতাব্দীর কল্যাণময়তা ও মর্যাদার সাক্ষ্য দিয়েছেন স্বয়ং আঁ-হযরত (সা), 


১. আল-ওয়াসিতা, ৪৮ পৃ. ৷ 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ২১৫ 
এর কোন অস্তিত্ব ছিল না, বরং বিশুদ্ধ হাদীসে হুযূর আকরাম (সা) থেকে 
প্রমাণিত যে, তিনি এ সম্পর্কে ভীতি প্রদর্শন করেছেন, লোকদেরকে এ কাজ 
করতে নিষেধ করেছেন । বুখারীর হাদীসে বর্ণিত হয়েছে ঃ 

€13০৮51.4৬-১$ 1153৮52231৬ 34115১-4-2-11%401:-৯4 
- 1১৯৮১ ৯ 
আল্লাহ্‌ ইয়াহ্দী ও খ্রিস্টানদেরকে অভিশপ্ত করুন। তারা তাদের নবীদের 
কবরগুলোকে মসজিদ বানিয়ে নিয়েছে । হযরত “আয়েশা (রা) বলেন £ 
লোকেরা কবর মুবারককে মসজিদে পরিণত করবে এই আশংকা না থাকলে 
তা খোলা ময়দানে করা হত। কেননা কবরকে সিজদাস্থলে পরিণত করাকে 
আঁ-হযরত (সা) অপছন্দ করতেন। ইনতিকালের পাচ দিন পূর্বে তিনি যা 
বলেছিলেন, তাও সহীহ্‌ হাদীসে বর্ণিত হয়েছে £ 
১১ ১1 - ১৯৮০০ ১৪1) ০১৯১১1১৮5০৪ ৩০ ০৮৪ JI 
- 11১ ০০ Slo! ৮১৮৬ ১৯০০০ ১৬৯৪]। 15১5 
তোমাদের পূর্বে যারা গুযরে গেছেন তারা কবরকে মসজিদে পরিণত করত । 
মনে রেখ, তোমরা কবরকে মসজিদ বানাবে না। আমি তোমাদের তা 
করতে নিষেধ করছি। 
আরও এগিয়ে গিয়ে তিনি বলেন £ 


মুসলমানরা 'তুস্তার' জয় করলে সেখানে হযরত দানিয়াল (আ)-এর কবর 
পান। শহরবাসীরা কবরের পাশে দাড়িয়ে বৃষ্টির জন্য দু'আ করত এবং পানি 
চাইত ৷ হযরত আবূ মূসা আশ'আরী (রা) হযরত ওমর (রা)-কে এ বিষয় 
সম্পর্কে অবহিত করেন । উত্তরে তিনি হযরত আবু মুসা আশ'আরী (রা)-কে 
লিখেন যে, দিনের বেলা ১৩টি কবর খনন করুন এবং রাত্রিকালে খোদিত 
কবরগুলোর যে কোন একটিতে তাকে (হযরত দানিয়ালকে) দাফন করুন 
যাতে লোকে কোনরূপ ফেতনার শিকার না হয় এবং তার নিকট বৃষ্টি না 
চায় (কিংবা বৃষ্টির জন্য ধর্ণা না দেয়)। মূলত এটিই ছিল সাহাবায়ে 
কিরামের তরীকা । এজন্যই সাহাবায়ে কিরাম (রা) ও তাবি'ঈদের যুগে 
ইসলামী ভূখণ্ডে একটি মসজিদও এমন পাওয়া যেত না যা কোন কবরের 
ওপর নির্মাণ করা হয়েছে এবং কোথাও কোন মাশহাদও ছিল না যিয়ারত 
করবার মত £ না হেজাযে, না য়ামানে, না সিরিয়ায়, না মিসর, ইরাক কিংবা 
খোরাসানে। 


www.almodina.com 


২১৬ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 
অপর এক গ্রন্থে তিনি লেখেন £$ 
কবর অভিমুখে বিশেষ উদ্দেশ্যে সফর এবং তাকে উপাসনালয়, মসজিদ ও 
মেলার জায়গায় পরিণতকারী লোকের সন্ধান সাহাবায়ে কিরাম (রা), 
তাবিঈন এবং তাব“তাবিঈনের যুগে পাওয়া যেত না। ইসলামে এমন কোন 
কবরের অস্তিত্ও ছিল না, ছিল না কোন মাশহাদ যে কবর বা মাশহাদ 
বিশেষ উদ্দেশ্যে সফর করতে হবে । এ প্রথা ইসলামের তিন শতাব্দীর পরের 
সৃষ্টি। আর বিদ'আতের বৈশিষ্ট্যই এই যে, এতে যে পরিমাণ রসূলুল্লাহ্‌ 
(সা)-এর বিরোধিতা হয়, ঠিক ততটা বিলম্বে তার প্রাদুর্ভাব ঘটে । শুরুতে 
সেসব বিদ'আতের প্রকাশ ঘটে যার বিরোধিতা এতটা স্পষ্ট ও 
খোলাখুলিভাবে হয় না।৯ 
বাতেনী ও রাফেযী সম্প্রদায় মাশহাদ-এর আবিষ্কারক 
ইমাম ইবনে তায়মিয়া (র)-র সুচিন্তিত অভিমত হল এই যে, এসব 
মাশহাদ ও মাযারে অনুষ্ঠিত ও মাযার মাশহাদকেন্দ্রিক বিদ'আত ও এর দাওয়াত 
শুরু করেছিল বাতেনী ও রাফেযী সম্প্রদায় এবং তারা এতদসম্পর্কিত মনগড়া ও 
কাল্পনিক হাদীস রচনা করে । কেননা তাদের প্রকৃত আকর্ষণ ছিল তো ইমাদের 
মাযার ও মাশহাদ-এর সাথে । তিনি বলেন £ 
সর্বপ্রথম যারা এ সব মাশহাদ যিয়ারতের উদ্দেশ্যে সফরের ফযীলত বর্ণনায় 
হাদীস তৈরী করেছিল, তারা হল রাফেধীসহ অপরাপর বিদ'আতী সম্প্রদায়, 
যাদের নিয়ম হচ্ছে এই যে, তারা মসজিদগুলো বিরান ও জনশূন্য করে এবং 
মাশহাদগুলোর যেখানে শিরক, মিথ্যা ও একটি নয়া দীনের উদ্ভব ঘটে 
উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ও জনসমাগম ঘটায় এবং এসবের প্রতি অতিশয় সম্মান ও 
ভক্তি প্রদর্শন করে । অথচ কুরআন ও সুন্নাহর বিভিন্ন স্থানে মাশহাদ ও 
মাযারের পরিবর্তে মসজিদের উল্লেখ দেখতে পাওয়া যায়। আল্লাহ্‌ পাক 
বলেন ঃ 
১০১।১ ১৯৮১ ৫ Dc ০৯৬৪৩1১১১৪1) ৮৮৪10 xl 
- 4] ৮০৯৩ 
বল, আমার প্রতিপালক নির্দেশ দিয়েছেন ন্যায়বিচারের । প্রত্যেক সালাতে 
তোমাদের লক্ষ্য স্থির রাখবে এবং তারই আনুগত্যে বিশুদ্ধ চিত্ত হয়ে 
একনিষ্ভাবে তাকে ডাকবে । [সূরা আ'রাফ ৪ ২৯] 


ডঃ sx ৮৮/০১০। পৃ ২৮১ | 
২. ৮১৮১৯ 3) de ১১/। ১০২ পৃ.। 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ২১৭ 
-14৯| 411 ৮০1১54০9444 ১040 013 

এবং এই যে, মসজিদগুলো আল্লাহরই জন্য । সুতরাং আল্লাহ্‌র সাথে তোমরা 

অন্য কাউকে ডেকো না। [সূরা জিন্ন 8১৮] 
_ ১৯১) 15413 ALU al ০০ 441 ১৯৬০ ১০৯০ Lal 

তারাই তো আল্লাহ্‌র মসজিদের রক্ষণাবেক্ষণ করবে, যারা ঈমান আনে 

আল্লাহ্‌ ও পরকালে । [সুরা তওবাহ $ ১৮] 
-১৯৮০০৯|। ৬৪ ০১৪৫০ ৯০০১ AILS 

আর তোমরা মসজিদে ই'তিকাফরত অবস্থায় তাদের (স্ত্রীদের) সাথে সংগত 


হয়ো না। [সূরা বাকারা ৪ ১৮৭] 
৬৮৪ ৮৮৯০ Ll ৮9৪ ০52 1 4441 ১৯৮১ ৬৮৩ ৩৯০ 151 ৩৪ 
Lisl 


আর তার অপেক্ষা বড় জালিম আর কে হতে পারে যে আল্লাহ্র 
মসজিদসমূহে তার নাম স্মরণ করতে বাধা দেয় এবং সে সবের বিনাশ 
সাধনে প্রয়াসী হয়? [সূরা বাকারা £ ১১৪] 
অধিকন্তু সহীহ হাদীস দ্বারা এটা প্রমাণিত যে, তিনি বলতেন ঃ 
১-১ 31 ১৯৮১ ১) LIED IMS SLES IS I 

- ls ১০৩ (৫১1 ৮১৮৪ ale ১৬৯৪]। 13৬৯০ 
তোমাদের পূর্বে যেসব জাতি-গোষ্ঠী ছিল (ইয়াহুদী ও খ্রিস্টান) তারা 
কবরগুলোকে মসজিদে পরিণত করত । কিন্তু খবরদার! তোমরা কবরগুলোকে 
মসজিদ বানাবে না । আমি তোমাদেরকে তা করতে নিষেধ করছি।১ 


অধিকাংশ মাশহাদ ও মাযারই জাল 
ইমাম ইবনে তায়মিয়া (র)-র গবেষণাপ্রসৃত অভিমত হ'ল, এই সব 
মাশহাদ ও প্রসিদ্ধ যিয়ারতগাহগুলোর অধিকাংশই নকল ও জাল । তিনি এই 
সিলসিলায় কত সুন্দর লিখেছেন যে, যেহেতু মাশহাদ ও মাযারসমূহ চিনবার 
ও জানবার উপর শরীয়তের কোন বাধ্যবাধকতা নেই এবং এ সেই দীনেরও 
অন্তর্গত নয়, যে দীনের হেফাজত ও সংরক্ষণের যামানত স্বয়ং আল্লাহ্‌ 
তা'আলা গ্রহণ করেছেন । এজন্য এসব মাশহাদ ও মাযারের অধিকাং 
জাল ও প্রতারণাপূর্ণ এবং বহু মাযার ও মাশহাদের আদৌ কোন ভিত্তি নেই। 
বহু লোকই এ সবের যথার্থতার ব্যাপারে বিভ্রান্তির শিকার | তিনি বলেন ঃ 


১:0৩ ২] 55 ১911 ৪৯ পৃ. 


www.almodina.com 


২১৮ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 


০০ 4৯ ৬৯৭ ৮১০ ১55 ও ৯৯০) ৩০ ১৪ 
4১৬০১ 4111 JSS 5311 5511 a ২৯০০১] SALALI 2৬১০০ ৩। 41১ 
- 1১ ২১০৬০ deal eal 
মাশহাদগুলোর অনেকগুলিই জাল ও মিথ্যা এবং অনেকগুলিই সংশয়পূর্ণ। 
এক্ষেত্রে লোকে এত বিভ্রান্তির শিকার কেন? উত্তরে বলা যায় ঃ প্রকৃত রহস্য 
এই যে, মাশহাদের পরিচয় লাভ করা এই দীনের অন্তর্গত বিষয় নয় যার 
সংরক্ষণ ও হেফাজতের যিম্মাদারী স্বয়ং আল্লাহ্‌ তা'আলা গ্রহণ করেছেন। 
কেননা উম্মার এতদসম্পর্কে জ্ঞাত হবার ও গবেষণা চালাবার প্রয়োজন নেই 
এবং এর ওপর দীনের কোন কাজও থেমে নেই।১ 


মাশহাদ ও মাযার উদ্দেশ্য সিদ্ধির সহায়ক হবার কাহিনী 


এই ধারাক্রমে একটি বড় রকমের ফেতনা বিস্তার লাভ করছিল যে, এসব 
মাশহাদ ও মাযারে বড় বড় রোগী আরোগ্য লাভ করে এবং এখানে দু'আ কবুল 
হয়। লোকে এ ব্যাপারে তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা ও পর্যবেক্ষণের বর্ণনা দিত। 
ইমাম ইবনে তায়মিয়া (র)- কে আল্লাহ্‌ তা'আলা দীনের ক্ষেত্রে যে দৃঢ়তা এবং 
ঈমান ও য়াকীনের যে মকাম দান করেছিলেন তারই ভিত্তিতে তিনি সে সব 
গল্প-গুজব ও গালভরা দাবীতে প্রভাবিত হবার লোক ছিলেন না এবং দীনের 
অকাট্য সত্য ও কুরআন-সুন্নাহ্‌্র “নস'সমূহ এ সব বর্ণিত ও কথিত গল্প-কাহিনীর 
ভিত্তিতে পরিত্যাগ করতে পারতেন না। তিনি স্বীয় আল্লাহ্‌ প্রদত্ত অন্তর্দৃষ্টি ও 
ধর্মীয় অনুধাবন শক্তির সাহায্য নেন এবং প্রমাণ করেন যে, এসব কল্প-কাহিনী ও 
ভিত্তিহীন। এই সিলসিলায় অধিকাংশ ক্ষেত্রেই জীব-জানোয়ারের আরোগ্য লাভের 
ঘটনা বর্ণনা করা হত। ইমাম ইবনে তায়মিয়া (র) এর পেছনে নিহিত যে 
কারণের কথা বর্ণনা করেছেন, তা খুবই আশ্চর্য ধরনের, ব্যতিক্রমী ও শিক্ষণীয় । 
তিনি এক স্থানে লিখেছেন £ 
কায়রোয় একদল লোক উবায়দী (ফাতিমী নামে খ্যাত)-দের সম্পর্কে এই 
‘আকীদা পোষণ করত যে, তারা বুযুর্গ ওলীদের অন্তর্গত ছিলেন । আমি যখন 
তাদেরকে বললাম যে, (ওলী হওয়া তো দূরের কথা) তারা তো মুনাফিক ও 
ধর্মদ্ৰোহী (যিন্দীক) এবং তাদের ভেতর ধর্মদ্রোহিতার ব্যাপারে যারা সবচেয়ে 
১. অধিকাংশ মাশহাদ ও মাযার জাল হওয়া সম্পর্কে ইমাম ইবনে তায়মিয়া (র) যা লিখেছেন 
ইতিহাসে ও গবেষণায় তা সুপ্রমাণিত । উদাহরণত, কায়রোয় সায়াদুনা হুসায়ন (রা)-এর পবিত্র 
মস্তক, সায়্যিদা যয়নব (রা), সায়্যিদা সকীনা, নাজাফে হযরত আলী (রা), দামিশকে নবী করীম 
(সা)-এর সহধর্মিণীগণের এবং ভারতবর্ষের কোন কোন মাযার বিশেষত, লাহোরে হযরত 


আলী হুজবীরী ওরফে দাতা গঞ্জে বখশ-এর মাযার রয়েছে বলে যে জনশ্রুতি রয়েছে তা 
ইতিহাসের নিরিখে সংশয় ও সন্দেহের উর্ধ্বে নয় । 


www.almodina.com 


সংগ্রামী সাধকদেঁর ইতিহাস ২১৯ 


কম ও হান্কা ভূমিকা পালন করেছে তারাও একজন রাফেযীর চেয়ে কম নন, 
তখন তারা খুবই বিস্মিত হ'ল। তারা বলতে লাগল যে, আমরা তো পেট 
ব্যথায় আক্রান্ত ঘোড়া তাদের মাশহাদ ও মাযারে নিয়ে যাই এবং সেখানে 
যাবার পর ঘোড়াগুলো ভাল হয়ে যায় । আমি তাদেরকে বললাম যে, এটা 
তো তাদের কুফরীর পক্ষে সর্বাপেক্ষা বড় দলীল । এরপর আমি কয়েকজন 
সহিসকে ডাকলাম এবং তাদেরকে বললাম যে, সিরিয়া ও মিসরে যখন 
তোমাদের ঘোড়ার পেটে ব্যথা দেখা দেয় তখন সেগুলো কোথায় নিয়ে 
যাও? তারা বলল £ আমরা সিরিয়ায় থাকাকালে ইসমাঈলী এলাকায় 
অবস্থিত কবরস্থানে নিয়ে যাই। যেমন “আলীকা, মুনকিয়া প্রভৃতি কবরস্থানে 
উবায়দীদের কবরস্থানে । আমি বললাম £ তোমরা কি মুসলমান বুযুর্গদের 
কবরস্থানেও নিয়ে যাও? যেমন হযরত লায়ছ ইবন সা'দ, ইমাম শাফি'ঈ, 
ইবনুল কাসিম প্রমুখ বুযুর্গের কবরে? তারা “না' সূচক জওয়াব দিল । আমি 
এসব ভক্তদেরকে বললাম $ নাও, শোন! এরা এসব ঘোড়াকে কাফির ও 
মুনাফিকদের কবরের পার্শ্বে নিয়ে যায় এবং সেগুলোর রোগমুক্তি ঘটে । এর 
কারণ এই যে, এ সকল লোকের কবরে আযাব হচ্ছে। সহীহ হাদীসে বলা 
হয়েছে যে, চতুষ্পদ ও অপরাপর জীব-জানোয়ার কবরবাসী মুর্দাদের 
আওয়াজ শুনতে পায়। এসব ঘোড়া যখন এ ধরনের আওয়াজ শোনে ঘাবড়ে 
যায়। এই ঘাবড়ানি ও ভয়-সন্ত্রস্ততার কারণে তাদের পেট পানি হয়ে যায় 
এবং তারা পায়খানা করে ফেলে । কেননা ভয়-সন্ত্রস্ততার কারণে অধিকাংশ 
সময় শরীরের বাধন টিলা হয়ে যায়। একথা শুনে তারা খুব বিস্মিত হল। 
আমি অধিকাংশ সময় লোকদেরকে একথাই বলতাম এবং আমি জানতাম 
না যে, আর কেউ একথা লিখেছে কিনা । পরে জেনেছি যে, কতক আলিমও 
এই কারণই বর্ণনা করেছেন ।১ 
মুশরিকদের জন্য শয়তানের প্রতিকৃতি 
স্বয়ং বুযুর্গদের ও আওলিয়ায়ে কিরামের কবরের ব্যাপারে উদ্দেশ্য সিদ্ধি ও 
সফলতা লাভের যে সব ঘটনা ও কাহিনী বর্ণনা করা হয়ে থাকে, অধিকন্তু মাযারে 
শায়িত (১।১ ২৯০) ব্যক্তির যিয়ারত, তার সাথে পারস্পরিক কথোপকথন 
ইত্যাদি ঘটনার কথা বলা হয়ে থাকে, ইমাম ইবনে তায়মিয়া (র) এর অন্য 
কারণ বর্ণনা করেছেন । তিনি বলেন £ 
কেউ কেউ তাদের শায়খ (পীর)-এর দোহাই দেয় এবং বলে যে, তারা 
তাকে (পীরকে) দেখেছে এবং কোন কোন সময় তারা তাদের কোন কোন 
কাজও করে দিয়েছে । এ থেকে তাদের মনে দৃঢ় বিশ্বাস জন্মেছে যে, হয়তো 


১. 241 le ১০|। ৩১১ পৃ । 


www.almodina.com 


২২০ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 


শায়খ বা পীর নিজেই এসেছেন অথবা ইনি কোন ফেরেশতা ছিলেন যিনি 
তার পীর বা শায়খ-এর আকৃতিতে আবির্ভূত হয়েছেন এবং এটি তার 
কারামত ৷ এ থেকে তার শিরকী আকীদা আরও বদ্ধমূল হয় এবং তা সকল 
সীমা ছাড়িয়ে বাড়াবাড়ির পর্যায়ে গিয়ে পৌছে। তার জানা নেই যে, এ 
ধরনের কথা ও কায়-কারবার শয়তান মূর্তিপূজারীদের সাথেও করে থাকে । 
শয়তান এ সব মূর্তিপূজকদের সামনে অনেক সময় আবির্ভূত হয় এবং কিছু 
কিছু গায়েবী বা অদৃশ্য জগতের কথা বলে এবং তাদের কোন কোন 
উদ্দেশ্যও সিদ্ধি করে দেয়। কিন্তু (মনে রাখতে হবে যে,) এ সবই শেষ যুগে 
উদ্ভূত বিষয়; ইসলামের আদি তথা সাহাবায়ে কিরামের যুগে এসবের আদৌ 
কোন অস্তিত্ব ছিল না। 


অপর এক জায়গায় লিখছেন £ 


শয়তান অধিকাংশ সময় সেসব লোকের আকৃতিতে আবির্ভূত হয় যাদের 
দোহাই দেওয়া হয়। তরীকতের বহু পীরের ভক্ত ও অনুরক্ত এসব ঘটনার 
কথা আমাকে জানিয়েছেন এবং বিরাট সংখ্যক একদল লোক আমাকে 
বলেছেন যে, তারা কিছু কিছু জীবিত মানুষ এবং কোন মুর্দার নিকট যখন 
ফরিয়াদ পেশ করেছেন তখন তারা এ জাতীয় ঘটনা প্রত্যক্ষ করেছেন। 
অতএব একথা আজ দিবালোকের ন্যায় পরিষ্কার হয়ে গেছে যে, শয়তান 
তার সাধ্যমত মানুষকে পথভ্রষ্ট ও গোমরাহ করবার চেস্টা চালায় । যদি সে 
ইসলাম সম্পর্কে অজ্ঞ হয় তাহলে শয়তান তাকে প্রকাশ্য শিরক এবং 
নির্ভেজাল কুফরীর মাঝে নিক্ষেপ করে । তাকে নির্দেশ দেয় আল্লাহ্র যিকর 
না করতে, শয়তানকে সিজদা করতে, তার উদ্দেশ্যে পশু কুরবানী দিতে 
কিংবা উৎসর্গ করতে । তাকে মৃত জন্তু ভক্ষণের নির্দেশ দেওয়া হয়, নির্দেশ 
দেয় রক্ত পান করতে এবং নগ্ন বেহায়পনায় উৎসাহিত করে। এ সমস্ত 
সেসব শহরেই অধিক পরিমাণে সংঘটিত হয় যেখানে কেবল কুফরী 
বিরাজমান অথবা ইসলাম থাকলেও দুর্বল অবস্থায় বিদ্যমান (কিংবা 
ইসলামের প্রভাব ক্ষীণ)। অধিকন্তু সেসব শহরেই শয়তানী কর্মকাণ্ড বেশী 
চলে যেখানকার লোকদের ঈমান দুর্বল। অনন্তর মিসর ও সিরিয়ায় 
এমনটিই দেখা গেছে। তাতারীদের ভেতর ইসলাম গ্রহণের পূর্বে এ ধরনের 
ঘটনার আধিক্য লক্ষ্য করা যেত। এরপর যতই তাদের ভেতর ইসলামের 
প্রচার ও প্রসার ঘটেছে, ইসলামের হাকীকত সম্পর্কে তারা জ্ঞান লাভ 
করেছে ঠিক ততটাই শয়তানের আছর দুর্বল থেকে দুর্বলতর হয়েছে।১ 


১. সূরা ইখলাসের তফসীর । 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ২২১ 


ইমাম ইবনে তায়মিয়া (র) লিখেছেন যে, স্রেফ নেককার বুযুর্গদের বেলায়ই 
এ জাতীয় ব্যাপার সংঘটিত হয় না বরং নক্ষত্র পূজারীদেরকেও এ ধরনের অবস্থার 
মুখোমুখি হতে হয় এবং তারা এ ধরনের অনুভূতি ও বিজয় লাভ করে থাকে। 
তিনি বলেন ঃ 
যেসব লোক নক্ষত্রের নিকট দু'আ করে, তাদের ওপর এমন অবস্থার 
অবতারণা হয় যাকে নক্ষত্রপুর্জের আধ্যাত্মিকতা বলা হয়। অথচ তা 
আধ্যাত্মিকতা নয়, বরং তা শয়তান যা তার শির্ক-এর কারণে তাকে পথভ্রষ্ট 
করতে অবতরণ করে থাকে, যেমনটি কোন কোন সময় শয়তান পুতুল ও 
মূর্তির ভেতর ঠাই নেয়, কখনো ও কোন সময় মানুষের সাথে কথা বলে 
এবং কতক মুহূর্তে পূজারী ও পুরোহিতদের দর্শনও দিয়ে থাকে, মাঝে মধ্যে 
অন্যদেরকেও দর্শন দেয়।৯ 
ইমাম ইবনে তায়মিয়া (র)-র সংস্কার কর্ম ও তার প্রভাব 


হি. সপ্তম ও অষ্টম শতাব্দী (যে শতাব্দী মানব সম্পদ বৃদ্ধি এবং মানব 
উৎপাদনের আলোচনা কিতাবের শুরুতেই অতিক্রান্ত হয়েছে) যদিও বুযুর্গ শ্রেষ্ঠ 
“উলামায়ে কিরাম ও মাশাইখ-এ ‘ইজাম দ্বারা তা পরিপূর্ণ ছিল এবং নিবদ্ধ রচনা 
ও গ্রন্থ প্রণয়ন, ওয়াজ-নসীহত ও পথ-প্রদর্শন এবং দাওয়াত ও তবলীগের কাজ 
পূর্ণোদ্যমে চলছিল এবং এতে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নেই যে, বিজ্ঞ 
“উলামায়ে কিরাম এবং কুরআন-সুন্নাহ বাহকগণ এই প্রকাশ্য শির্ক ও নিন্দিত 
জাহিলিয়াতকে কোনক্রমেই সহ্য করেন নি এবং লেখনীর মাধ্যমে অবশ্যই এর 
বিরোধিতা করে থাকবেন। কিন্তু এমনতরো মহান “উলামা যারা এই অবস্থার 
বিরুদ্ধে জিহাদী পতাকা উত্তোলন করেন এবং নিজেদের মুল্যবান জ্ঞান-সাধনা ও 
এক্ষেত্রের কর্মব্যস্ততা সত্তেও এই বিরাট ফেতনার মুকাবিলার জন্য ময়দানে 
নামেন এবং সাধারণ গণমানুষকে সম্বোধন করেন এবং এই প্রকাশ্য ও সুস্পষ্ট 
শির্ক-এর প্রত্যাখ্যান ও বিরোধিতাকে নিজেদের জীবনের উদ্দেশ্য ও লক্ষ্যে 
পরিণত করেন, হয় ছিলেন না অথবা ইতিহাসের দৃশ্যপটে অনুপস্থিত ছিলেন 
কিংবা তাদের মাঝে অত্যন্ত বিশিষ্ট ও উন্নত ব্যক্তিত্ব কেউ ছিলেন না এবং তারা 
এই বিষয়ের উপর এমন কোন মর্যাদাপূর্ণ জ্ঞান-ভাণ্ডার স্মৃতি হিসাবে রেখেও যান 
নি যা তাদের ব্যক্তিত্ব ও সংক্কারমূলক কর্মকাণ্ডের স্মৃতিকে জীবন্ত করে রাখবে । 
বস্তুত এই বিশ্বব্যাপী ফেতনার মুকাবিলা, তৌহিদী আকীদার ব্যাখ্যা-বিশ্লেষণ 
এবং সংস্কার ও পুনরুজ্জীবনের জন্য শায়খু'ল ইসলাম ইবনে তায়মিয়ার মত 
শক্তিশালী ও উন্নত ব্যক্তিত্বের প্রয়োজন ছিল। অধিকন্তু সেই সব শির্কমূলক 
'আকীদা ও প্রথা-পদ্ধতির বিস্তারিত পর্যালোচনা ও খতিয়ান নেওয়া এবং 


১. কিতাবু'ন-নুবৃওয়াত: ২৭৪ পূ. ৷ 


www.almodina.com 


২২২ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 


যুক্তি-প্রমাণের ভিত্তিতে ও শক্তভাবে প্রত্যাখ্যান করাও আবশ্যক ছিল যেসব 
আকীদা ও প্রথা-পদ্ধতি মুসলিম সমাজ জীবনকে ছেয়ে ফেলতে উদ্যত হয়েছিল । 
তওহীদের মেযাজই এই যে, তা জটিল ব্যাখ্যা এবং সাধারণ জনগণের 
পক্ষপাতিত্ব তথা প্রশ্রয়ের সাথে চলতে পারে না। তার জন্য আম্বিয়া 
আলায়হিমু'স-সালাম-এর খোলামেলা বক্তব্য এবং চূড়ান্ত ও অস্পষ্টতামুক্ত 
সম্বোধন পদ্ধতির প্রয়োজন ছিল যা পূর্ণতৃ, সত্য-মিথ্যার পার্থক্য নিরুপণকারীর 
মর্যাদায় অভিষিক্ত হতে পারত । ইমাম ইবনে তায়মিয়া (র) তার যুগে আম্বিয়া 
আলায়হিমু'স-সালামের প্রতিনিধিত্বের অপরিহার্য দায়িত্ব আঞ্জাম দেন এবং 
৩১৫৯৬ ৬ ০৯৯০৩ ১০৬০ ৮ € ১০০০ (অতএব তুমি নির্দেশ মাফিক 
দাওয়াত ও তাবলীগের কাজ চালিয়ে যাও এবং মুশরিকদেরকে উপেক্ষা কর)-এর 
ওপর আমল করেন, যার ফল দীড়াল এই যে, এসব আকীদা-বিশ্বাস ও 
প্রথা-পদ্ধতির ভেতর যেসব মূর্খতা ও জাহিলিয়াত অমুসলিমদের সাথে 
মেলামেশা ও সাহচর্য এবং পথভ্রষ্ট ফের্কা ও স্থার্থবাজ লোকদের প্রভাবে সৃষ্টি হয়ে 
গিয়েছিল তাতে এক ব্যাপক ভূমিকম্পের সৃষ্টি হয়। ইসলামের তৌহিদী 
“আকীদা-বিশ্বাস যা ছিল আম্বিয়া আলায়হিমু*স-সালামের প্রেরণের সর্বাপেক্ষা বড় 
উদ্দেশ্য এবং তাদের দাওয়াতের কেন্দ্রবিন্দু, তা পুনরায় পরিচ্ছন্ন হয়ে আরও 
উজ্জ্বলরূপে সামনে আসতে সক্ষম হয়। 

ইমাম ইবনে তায়মিয়ার এই একটি মাত্র কৃতিতৃপূর্ণ কর্মই যদি অবশিষ্ট 
থাকত, তিনি আর কিছু যদি নাও করতেন তবুও মুজাদ্দিদ হিসাবে তার স্থান এবং 
তার দাওয়াত ও অটুট সংকল্পের প্রমাণের জন্য তা হত যথেষ্ট । 

তার রচিত গ্রন্থের প্রভাবে তার পরেও সময়-সময় ইসলামের দাওয়াত ও 
পুনর্জাগরণের ইতিহাসে এমন সব বিপ্রবী ব্যক্তিত্ব জন্ম নিতে থাকেন যারা স্ব স্ব 
যুগের শিরকী 'আকীদা-বিশ্বাস, প্রথা-পদ্ধতি ও ঘৃণ্য জাহিলিয়াতের বিরুদ্ধে 
জিহাদী পতাকা উত্তোলন করেন এবং ১০/3 ১১1 «1 31 (মনে রেখ, 
নির্ভেজাল দীন একমাত্র আল্লাহরই জন্য)-এর আওয়াজ এত সজোরে উচ্চারণ 
করেন যার ফলে মুসলিম বিশ্বের পাহাড়-প্রান্তর ধ্বনিত-প্রতিধ্বনিত হয়ে ওঠে । 


www.almodina.com 


সপ্তম অধ্যায় 


দর্শন, যুক্তিবাদ ও কালামশান্ত্রের সমালোচনা ঃ কুরআন সুন্নাহর 
দাওয়াতী পদ্ধতির শ্রেষ্ঠত্ব প্রমাণ 


বুদ্ধিবৃত্তিক সংস্কারের ক্ষেত্রে শায়খুল ইসলাম হাফিজ ইবনে তায়মিয়া (র)-র 
আরেকটি বিরাট অবদান হ'ল, দর্শন, যুক্তিবাদ ও কালামশাস্ত্রের বিশদ 
সমালোচনার গুরু দায়িত্ব তিনি আঞ্জাম দিয়েছেন এবং অকাট্য যুক্তি-প্রমাণের 
আলোকে কুরআন-সুন্নাহ দাওয়াতী পদ্ধতির শ্রেষ্ঠত্ব তুলে ধরেছেন । ইমাম 
ইবনে তায়মিয়া (র)-র এ অবদানের গুরুত্ব অনুধাবন করতে হলে আমাদেরকে 
তলিয়ে দেখতে হবে মুসলিম জাহানের ভাব, চিন্তা ও মন-মানসের ওপর দর্শন ও 
যুক্তিবাদের তখন কি অপ্রতিহত প্রভাব ছিল এবং কেমন বৈরী পরিবেশ ও 
পরস্থিতিতে এ দুঃসাহসিক কাজে তাকে হাত দিতে হয়েছিল। 


মুসলিম জাহানে গ্রীক দর্শন ও যুক্তিবাদ 

খলীফা মনসুরের আমলেই? দর্শন ও যুক্তিশান্ত্রের গ্রীক গ্রন্থাগার অনুবাদের 
বিশাল কর্মযজ্ঞ শুরু হয়ে গিয়েছিল । মু'তাযিলা সম্প্রদায় ‘গরম খাবারের’ মতই 
অনূদিত গ্ৰীক গ্রন্থগুলো লুফে নিল এবং বুদ্ধি-চর্চার নামে গোগ্রাসে সেগুলো 
গিলতে লাগল । ফলে তখন থেকেই তাদের রচনাবলীতে গ্রীকদের দার্শনিক 
পরিভাষার অনুপ্রবেশ শুরু হয়। তবে (আরবদের হাতে) গ্রীক শাস্ত্রের প্রকৃত 
উৎকর্ষ ঘটে খলীফা মামূনের হাতে । কেননা এ অনুবাদ-যজ্ঞের উৎসাহী 
পৃষ্ঠপোষক মামূন নিজেও ছিলেন গ্রীক শাস্ত্রের একজন উচুদরের সমঝদার । 


১. আনুমানিক ১৩৬ হি. 


www.almodina.com 


২২৪ শায়খুল ইসলাম হাফিজ ইবৃন তায়মিয়া (র.) 


এতিহাসিক সা'ঈদ উন্দুলুসীর মতে, খলীফা মামূনের অনুরোধেই রোম 
সম্রাট কর্তৃক প্রেটো ও এ্যরিস্টটলসহ শীর্ষস্থানীয় গ্রীক দার্শনিকদের রচনা-সম্তার 
“উপটৌকন"রূপে বাগদাদে প্রেরিত হয়। পরে মামূন সরকারী পৃষ্ঠপোষকতায় 
সেগুলোর সযন্র অনুবাদ প্রকাশের মাধ্যমে বিদগ্ধ সমাজকে গ্রীক শান্ত্র-চর্চায় 
উৎসাহিত করেন । ফলে গ্রীক-শাস্ত্র ব্যাপক জনপ্রিয়তা লাভ করে এবং দর্শন 
শাস্ত্রের বিজয় যাত্রা শুরু হয়। মামূনের উদার পৃষ্ঠপোষকতার বদৌলতে মুসলিম 
জাহানের প্রতিশ্রতিশীল তরুণ সম্প্রদায় ও বুদ্ধিজীবী সমাজ গ্রীক শান্ত্রে ‘সর্বোচ্চ 
জ্ঞান’ অর্জনের প্রতিযোগিতায় মেতে ওঠেন। এরা প্রত্যেকে নিজ নিজ অমূল্য 
'রচনাকর্ম' খলিফা মামূনের গুণগ্রাহী দরবারে পেশ করতেন আর তিনি উদার 
হাতে তাদের মাঝে বড় বড় পদ ও পদক বিতরণ করতেন । গ্রীক শাস্ত্রে 
পৃষ্ঠপোষকতার ক্ষেত্রে আব্বাসী সালতানাত এভাবেই মহান রোম সাম্রাজ্যের 
সমকক্ষতার দাবীদার হয়ে ওঠে ।১ 

মামূনের পরেও গ্রীক গ্রন্থাগারের অনুবাদ কর্মষজ্ঞ অবাহত ছিল এবং 
ইতিহাসের তথ্য মতে চতুর্থ হিজরী শতকের ভেতরেই এর একটা বিরাট অংশ 
আরবীতে ভাষান্তরিত হয়ে গিয়েছিল। 

ভাষান্তরিত এই 'গ্রীক গ্রন্থাগারে' প্রেটোসহ শীর্ষস্থানীয় সকল গ্রীক 
দার্শনিকের রচনাবলীই অন্তর্ভুক্ত ছিল। কিন্তু মুসলিম জাহানের একাডেমিক 
অংগনে এ্যারিস্টটলের রচনাবলী সর্বাধিক সমাদর ও জনপ্রিয়তা লাভ করে । সম্ভবত 
অনুবাদ কর্মীদের ব্যক্তিগত ঝোক ও পসন্দের কারণেই এটা ঘটেছিল । কেননা 
তাদের কিছু সংখ্যক ছিলেন ঈসাপুর ও হাররান অঞ্চলের । আর অধিকাংশই 
ছিলেন নাস্তুরী ও য়া'কুবী সম্প্রদায়ভুক্ত খ্রিষ্টান দার্শনিক । তাছাড়া এ্যারিস্টটল 
নিকটতম সময়ের দার্শনিক ছিলেন এবং তার রচনাবলীতে পূর্বসূরী দার্শনিকদের 
মতামত ও চিন্তাধারা অধিক পরিপাটি ও বিন্যস্ত আকারে পরিবেশিত হয়েছিল। 
ফলে ধীরে ধীরে গ্যারিস্টটলই মুসলিম জাহানে গ্রীক দর্শনের একক প্রতিনিধির 
আসন অলংকৃত করে বসেন এবং দর্শন ও বুদ্ধিবৃত্তির প্রতীকরূপে অখণ্ড স্বীকৃতি 
আদায় করে নেন। মুসলিম জাহানের জন্য এটা ছিল চরম দুভার্গ্যের বিষয় । 
কেননা দার্শনিকদের কাতারে এ্যারিস্টটলই এমন ব্যক্তি বিভিন্ন কারণে২ যিনি 
আসমানী ভাবধারা এবং ধর্মীয় চিন্তা-চেতনার সাথে সম্পূর্ণ অপরিচিত ছিলেন, 
ছিলেন বস্তুবাদী চিন্তা-চেতনার উৎসাহী প্রবক্তা । 
১. তাবাকাতুল উমাম, পৃ. ৪৭। 


২. ইমাম ইবনে তায়মিয়ার দর্শন সমালোচনা প্রসংগে কিছু কিছু কারণের বিশদ আলোচনা 
আসছে । 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ২২৫ 
গ্রীক দর্শনের অন্ধ অনুকরণ 


গোড়ার দিকে মুসলিম দার্শনিকেরা এ্যারিস্টটলীয় দর্শন ও যুক্তিবাদকে 
কোনরকম বিচার-বিশ্রেষণ ছাড়া চোখ বুজে মেনে নিতে রাজি ছিলেন না; বরং 
স্বাধীন ও মুক্ত আলোচনার মাধ্যমে তার দর্শন ও যুক্তিবাদের চুলচেরা 
বিচার-বিশ্রেষণে এগিয়ে এসেছিলেন এবং যা কিছু তাদের বিচারে ভুল ও ত্রুটিপূর্ণ 
মনে হয়েছে নির্দ্বিধায় সেগুলো তারা প্রকাশ করেছেন । আলিমদের অনেকেই তখন 
এ উদ্দেশ্যে শক্ত হাতে কলম ধরেছিলেন এবং বলতে গেলে মু'তাযিলাপস্থী 
আলিমদের ভূমিকাই ছিলো এক্ষেত্রে অগ্রণী । এ প্রসংগে নাযযাম ও আবু আলী 
জিব্বাঈর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য । তৃতীয় শতকে হাসান বিন মুসা 
নওবাখতী তার “কিতাবু'ল-আরা ওয়াদ্দিয়ানাত” গ্রন্থে ্যারিস্টটলীয় যুক্তিবাদের 
কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় খণ্ডন করেছেন। চতুর্থ শতকে ইমাম আবু বকর 
বাকিল্লানী তার 'দাকায়েক' গ্রন্থে দর্শনশান্ত্রের বিভিন্ন ভ্রান্তি তুলে ধরার সাথে 
সাথে গ্রীক যুক্তিবাদের তুলনায় আরব যুক্তিশাস্ত্রের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন । পঞ্চম 
শতকে (আল-মিলাল ওয়া'ন-নিহাল প্রণেতা) *আল্মামা 'আবদুল করীম 
শাহরাস্তানী পিথাগোরাসীয় ও এ্যারিস্টটলীয় দর্শনের বিরুদ্ধে একটি মূল্যবান গ্রন্থ 
রচনা করেন এবং যুক্তিশাস্ত্রে স্বীকৃত নীতিমালার আলোকেই তাদের উপস্থাপিত 
যুক্তি-প্রমাণ খণ্ডন করেন। একই শতকের শেষ ভাগে অভ্যুদয় ঘটে মহাত্মা ইমাম 
গাযালী (র)-এর “তাহাফাতু'ল-ফালাসিফা'র মত যুগান্তকারী গ্রন্থের যার ক্ষুরধার 
লেখনী কাপিয়ে দিয়েছিল গ্রীক দর্শনের মজবুত দুর্গের বুনিয়াদ । এক'শ বছর 
পর্যন্ত প্রায় বেসামাল অবস্থা ছিল দর্শনের রথী-মহারথীদের ।১ ষষ্ঠ শতকের 
“আল্লামা আবুল বারাকাত বাগদাদী এ ক্ষেত্রে আরো ব্যাপক অবদান রাখেন 
'আল-মু'তাবার' গ্রন্থে । অকাট্য যুক্তি-প্রমাণের আলোকে এ্যারিস্টটলের অধিকাংশ 
মতামতকে তিনি ভুল প্রমাণিত করেন। এই শতকে ইমাম রাষী (র) 
কালামশান্ত্রবিদ ও আশায়েরাপন্থীদের প্রতিনিধিরূপে গ্রীক দর্শনের বস্তুনিষ্ঠ ও 
যুক্তিনির্ভর সমালোচনায় অগ্রণী ভূমিকা পালন করেন। 


তবে মুসলিম জাহানে গ্রীক দর্শনের মুখপাত্ররূপে পরিচিত বুদ্ধিজীবীরা 
এ্যারিস্টটলের যাদুকরী ব্যক্তিত্বের দ্বারা এমনই প্রভাবিত ছিলেন যে, তারা তাকে 
যাবতীয় ভুল ও সমালোচনার উর্ধ্বে মনে করতেন ৷ সময়ের ধারায় এ প্রভাব ও 
অনুরাগ বেড়েই চলেছিল এবং দর্শন পুজারীদের মনের মন্দিরে তিনি 'দেবতে'র 
মর্যাদায় অভিষিক্ত হতে চলেছিলেন। এক্ষেত্রে প্রত্যেক উত্তরসূরিকে পূর্বসূরীর 
চেয়ে এক ধাপ অগ্রসর মনে হতো । দার্শনিক আবূ নসর আল-ফারাবী (মৃ. ৩৩৯ 
হি. ৯৫০ খৃ.) প্লেটো ও এ্যারিস্টটল সম্পর্কে লিখেছেন ঃ 


১ বিস্তারিত আলোচনা প্রথম খণ্ডে দেখুন 
সাধক (২য়)-১৫ 


www.almodina.com 


২২৬ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 
৮41১19১0৮১৩ ৬০811 ৩৮০৮০ ৮৮৪ ০৮৪৫৯এ। ৩1১৪ SS 
lists 785১১১3৮৯১৯ Ls ৮1০5 
- (২১০১৪ (61545 
এ উভয় দার্শনিকই হলেন দর্শনশান্ত্রের স্থপতি, দর্শনের প্রাথমিক ও মৌলিক 
নীতিমালা উদ্ভাবনকারী এবং আলোচনা ও সিদ্ধান্তমালা বিন্যস্তকারী । 
মোটকথা, দর্শনশাস্ত্রের ক্ষুদ্র বৃহৎ সকল বিষয়ে তাদের কথাই শেষ কথা ।৯ 
এ্যারিস্টটল-প্রেমে দার্শনিক ইবনে সিনা (মৃ. ৪২৮ হি.) আল-ফারাবীকেও 
হার মানিয়েছেন। 'মানতিকু'শ-শিফা' গ্রন্থে এ্যারিস্টটলের উদ্দেশে তিনি তার 
শ্রদ্ধা পেশ করে বলেছেন 8 এত দীর্ঘ যুগ অতিক্রান্ত হওয়ার পরও তার মতবাদ ও 
গবেষণায় নতুন কিছু সংযোজন করা সম্ভব হয়নি ।২ 
দর্শন জগতে ইবনে সীনা-উত্তর যুগে দার্শনিক ইবনে রূশদের (মৃত. ৫৯৫ 
হি.) চেয়ে উজ্জ্বল কোন প্রতিভার নাম আমাদের জানা নেই। সেই তিনিও 
এ্যারিস্টটল প্রেমের ধারাবাহিকতায় ইবনে সীনা থেকে দু'কদম এগিয়ে ছিলেন। 
দর্শন আলোচনায় তাসাওউফের পরিভাষা প্রয়োগ অসংগত না হলে বলা যেতো, 
এ্যারিন্টটলের অস্তিত্বের মাঝে নিজেকে বিলিয়ে দিয়ে “ফানা ফি'শ-শায়খ'-এর 
দুর্লভ মর্যাদা তিনি লাভ করেছিলেন । ইবনে রুশদের জীবনীকারের ভাষায় £ 
৮০3 55 441৯2 ১১১ 44 YN ৯৪০ nial 
- ১১৯৪ ১৪০ Sly JES ০৮৯১১ ৩৪ ৭৮৯০ 0৮৪০৪। 4] 
- 452331১১১৪০ ৩৬৯ ২131 ১০০৮০ ০৯৯০ ১০ ৩ ০৬৬৩ 
্যারিস্টটলের প্রতি ইবনে রুশদের প্রেম ও ভক্তি এমনই মাত্রাহীন ছিল যে, 
পারলে তিনি তার পূজোই করতেন। এমন এমন গুণ ও অভিধা তিনি তার 
ব্যক্তিত্বে আরোপ করেছেন যা জ্ঞান ও প্রজ্ঞার ক্ষেত্রে তাকে মানবীয় পূর্ণতার 
উর্ধ্বে তুলে ধরে। ইবনে রুশ্দ বহু ঈশ্বরে বিশ্বাসী হলে নিঃসন্দেহে 
এ্যারিস্টটলকে তিনি ঈশ্বরের ঈশ্বর বলে ঘোষণা দিতেন ।৩ 
সপ্তম শতকের দার্শনিক সমাজে নাসিরদ্দীন তৃসী-র (মৃ. ৬৭২) বিশাল 
ব্যক্তিত্ব যথার্থ কারণেই এমনই অখণ্ড শ্রদ্ধা ও সমীহ লাভ করেছিল যে, দর্শন 
শাস্ত্রের একাডেমিক অংগনে 'মুহান্কিক ভূসী' নামেই তিনি পরিচিতি লাভ করেন। 
১. আল-জামউ বায়না রায়ি'ল-হাকীমায়ন। 
২. ইসলাম ও গ্রীক দর্শন প্রবন্ধ, শিবলী নো'মানী রচিত। আন-নাদওয়াহ প্রথম বর্ষ, 
মানতিকু'শ-শিফা গ্রন্থের উদ্ধৃতিসহ । 


৩. তারীখু ফালাসিফাতি'ল-ইসলাম ফি'ল-মাশরিক ওয়া'ল-মাগরিব: লুতফী জুম'আকৃত, পৃ. 
১৫৫। 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ২২৭ 


এটা মুসলিম জাহানের সেই নাযুকতম সময়ের কথা যখন তাতারী হামলার মু 
ইসলামী খিলাফতের প্রাণকেন্দ্র বাগদাদের পতনের কারণে গোটা উম্মাহ্‌ বিপর্যস্ত 
ও বিধ্বস্ত অবস্থায় উপনীত হয়েছিল এবং এক ভয়ংকর বুদ্ধিবৃত্তিক অবক্ষয়ের 
চোরাবালিতে তলিয়ে যাচ্ছিল । সে সময় হালাকু খানের বিশেষ প্রিয়পাত্র মুহাকিক 
তৃসীই ছিলেন গ্রীক জ্ঞান ও দর্শনের ধারক, বাহক ও রক্ষক। তীর কৃতী ছাত্রদের 
হাতেই গোড়াপত্তন হয়েছিলো ইরানের দর্শন ও যুক্তিবাদ প্রধান শিক্ষা ব্যবস্থার ১ 
এবং তাদের সুযোগ্য নেতৃত্বেই পরিচালিত হয়ে আসছিল পঠন-পাঠন এবং রচনা 
ও গবেষণার সকল কর্মকাণ্ড। নাসিরুদ্দীন তৃসী ছিলেন সেই চিন্তাধারার অনুসারী 
যারা গ্যারিস্টটলকে “আদি প্রজ্ঞার মর্যাদা দিয়েছিলেন এবং তার গবেষণা ও 
মতামতকেই শেষ কথা বলে বিশ্বাস করে বসেছিলেন। তাই ইমাম রাযীর 
মুকাবিলায় গ্যারিস্টলের পক্ষ নিয়ে কোমর বেঁধে তিনি মাঠে নামলেন । ফলে 
ঝিমিয়ে পড়া এ্যরিস্টটলীয় দর্শন ও যুক্তিবাদে নতুন প্রাণের সঞ্চার হল। 


দর্শন ও যুক্তিবাদের বুদ্ধিবৃত্তিক মূল্যায়নে ইবনে তায়মিয়ার অবদান 
নাসিরুদ্দীন তৃসীর মৃত্যুর দশ বছর পর শায়খুল ইসলাম আল্লামা ইবনে 
তায়মিয়া (র) জন্মগ্রহণ করেন। সুতরাং তার বুদ্ধিবৃত্তিক জীবনের যখন শুরু 
তখন নাসিরুদ্দীন তৃসী ও তার ছাত্রদের বদৌলতে গ্রীক দর্শন ও যুক্তিবাদ তথা 
এ্যারিস্টটলীয় দর্শন ও যুক্তিবাদেরই জয় জয়কার ছিল সর্বত্র এবং এ ক্ষেত্রে পর্যাপ্ত 
জ্ঞান অর্জনই ছিল তখনকার সমাজে মেধা ও শ্রেষ্ঠত্বের চূড়ান্ত মাপকাঠি । সুতরাং 
দর্শন ও যুক্তিবাদের সমালোচনায় মুখ খোলার দুঃসাহস ছিল না কারো । হাদীস ও 
ফিকাহবিদরা এ ময়দানের 'শাহসওয়ার' ছিলেন না। তাই দর্শন ও যুক্তিবাদের 
বিরুদ্ধে তারা খুব কড়া ভাষায় ফতওয়া জারি করতে পারতেন বটে, কিন্তু তাতে 
এ বুদ্ধিবৃত্তিক ফেতনার সর্বনাশা সয়লাব রোধ হতো না। কেননা চিন্তা ও বুদ্ধির 
জগতে দর্শন ও যুক্তিবাদ স্বীয় আসন পাকাপোক্ত করে নিয়েছিল অনেক আগেই 
এবং দর্শন ও যুক্তিবাদীদের মন-মগজে সংশয়বাদ শিকড় গেড়ে বসেছিল বেশ 
গভীরভাবেই । এমন কি ক্ষেত্র বিশেষে সকল বস্তুর অস্তিত্ব অস্বীকার করার 
প্রবণতাও বিদ্যমান ছিল। পক্ষান্তরে দর্শন ও যুক্তিবাদের সাথে যে মহলটির 
প্রত্যক্ষ যোগাযোগ ছিল না তারা হয়ে পড়েছিল ভীতি ও হীনমন্যতার অসহায় ' 
শিকার । এ সর্বনাশা ফেতনার সফল মুকাবিলা করার জন্য প্রয়োজন ছিল এমন 
সাহসী পুরুষের যিনি নির্ভীক সমালোচনা ও বুদ্ধিবৃত্তিক বিচার-বিশ্লেষণের মাধ্যমে 
১. তৃসীর ছাত্রদের মাঝে কুতুবুদ্দীন সিরাজী ও কুতবুদ্দীন রাযীর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য ৷ 
পরবর্তী যুগের অধ্যয়ন-অধ্যাপনার কর্ণধার আল্লামা সাইয়িদ শরীফ ছিলেন কুতবুদ্দীন রাধীর 


ছাত্র । তার শিক্ষা দর্শনই ভারতবর্ষে প্রসার লাভ করে । আজকের প্রচলিত দরসে নিযামী সে 
শিক্ষা ব্যবস্থারই উন্নত অথবা বিকৃত কূপ । 


www.almodina.com 


২২৮ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 
দর্শন ও যুক্তিবাদের তত্ত্বগত ভুল ও দুর্বলতাগুলো তুলে ধরতে পারবেন পূর্ণ 
আত্মপ্রত্যয়ের সাথে। বলাই বাহুল্য, সময়ের সে মহাপ্রয়োজনই পুরণ করেছিলেন 
শায়খুল ইসলাম “আল্লামা ইবনে তায়মিয়া (র)। বলতে গেলে দর্শন ও 
যুক্তিবাদের মুক্ত সমালোচনা ও বুদ্ধিবৃত্তিক বিচার-বিশ্লেষণই ছিল তার জীবনের 
প্রধান মিশন। এভাবে ইমাম ইবনে তায়মিয়া (র) এমন এক পূজনীয় ব্যক্তিত্বের 
(এ্যারিস্টটলের) বিরুদ্ধে তর্কযুদ্ধ ও বুদ্ধিবৃত্তিক সংগ্রামে অবতীর্ণ হয়েছিলেন, 
মুসলিম জাহানের দার্শনিকবৃন্দ যাকে অতিমানবীয় সত্তারূপে বিশ্বাস করতে শুরু 
করেছিলেন এবং যার চিন্তাধারার বিন্দুমাত্র সমালোচনাও ছিল অমার্জনীয় 
অপরাধ । 

ইবনে তায়মিয়া (র)-র সমালোচনা, মূল্যায়ন ও বিশ্লেষণের ধরন ও প্রকৃতি 
এবং দৃষ্টিকোণ ও ভিত্তি কি ছিল? এ প্রশ্নের উত্তর তার রচনাসম্তার থেকে সংগ্রহ 
করাই অধিক যুক্তিযুক্ত হবে। তাই নিচে বিভিন্ন শিরোনামে তার রচনাবলীর 
সংক্ষিপ্তসার ও উদ্ধৃতি পেশ করা হচ্ছে। আশা করি এভাবে ইমাম সাহেবের 
চিন্তাধারা ও গবেষণা পদ্ধতি আমাদের সামনে পরিস্ষুট হয়ে উঠবে। 
গণিত ও প্রকৃতি বিজ্ঞানে গ্রীক অবদানের স্বীকৃতি 

গ্রীক দার্শনিকদের, বিশেষ করে গ্যারিস্টটলের গবেষণাকর্ম ও রচনাসন্তার 
সম্পর্কে ইমাম ইবনে তায়মিয়ার মতামত ও মন্তব্য খুবই ভারসাম্যপূর্ণ ও 
বস্তুনিষ্ঠ । প্রথমেই তিনি গণিত, প্রকৃতি বিজ্ঞান ও অতিপ্রাকৃত জ্ঞানের মাঝে 
সুস্পষ্ট পার্থক্য রেখা টেনেছেন। অতঃপর পূর্বসূরী ইমাম গাযালী (র)-র মত 
তিনিও গণিত ও প্রকৃতি বিজ্ঞানের অধিকাংশ সিদ্ধান্তের বিশুদ্ধতা মেনে নিয়ে এ 
ক্ষেত্রে গ্রীক পণ্ডিতদের অসাধারণ মেধা ও সাফল্যের স্বীকৃতি দিয়েছেন অকুণ্ঠ 
চিত্তে । তার ভাষায় 8 
৮১।১১:১৩ BIS Ay এটি HEE BIAS Sl ই ৮5 
৫4০ ১৫2১ Sl ০১৯৬০ ১৪ 1৯৩১৮১1১৯১০ ৭৬৪০৫ 

_ || 

প্রকৃতি বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে তারা যে সুদীর্ঘ ও বিস্তৃত আলোচনা 

করেছেন সেগুলোর অধিকাংশই গ্রহণযোগ্য । অবশ্য তা বোঝবার মত 

মেধাও তাদের ছিল, আর এও ঠিক, অধিকাংশ ক্ষেত্রে তারা অবিমৃষ্যকারিতা 

মুক্ত ও সত্যসন্ধানী ছিলেন।৯ 


১. আর-রা্দুআলা'ল-বাকরী, পৃ. ২৪৩ 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ২২৯ 
গ্রীক পণ্ডিত ও বিজ্ঞানীদের মূল বিষয় এবং তাদের চিন্তা ও গবেষণার সঠিক 
ক্ষেত্র । তার ভাষায় 3 
yl ১৯21৬ Lb Yb 2 Ui HM ০৭৭ 

-১৮১) 1৬৮৯ Cy IES 
প্রকৃতি বিজ্ঞানে তাদের জানাশোনা পর্যাপ্ত ছিল। মুলত এটাই ছিল তাদের 
বিশেষজ্ঞতার ক্ষেত্র এবং নিজেদের মেধা ও সময়ের প্রায় সবটুকু একাজেই 
তারা শেষ করেছেন ।১ 
গ্রীক গণিত বিজ্ঞান সম্পর্কে নিজের মতামত ব্যক্ত করতে গিয়ে তিনি 

বলেনঃ 

(৯০ ০৬৪৬ al /০০। 425 71455 ৮০ ৮৮10১51১৩০৪ ১১৫৪ 

Sia ৬৯৯৮1 9:11 Sx. 20d Galax id 58111 933 Cah al, i 

Sli Aussi ad Asse 4১৮৪ ৮8 

৯৪১০১ JSS Laas 2914 ১০৮৬৪ ৩। ৮১৪১১ ৩১১১] ৬০০ 

ll 

গণিতশাস্ত্রবিশারদের আলোচনা ও সিদ্ধান্তসমূহ এমনই স্বতঃসিদ্ধ যে, জ্ঞানী 
মাত্রই সেগুলো সম্পর্কে একমত এবং সকল মানুষেরই সে সম্পর্কে কিছু না 
কিছু জ্ঞান রয়েছে। কেননা তাত্বিক ও ব্যবহারিক সর্বক্ষেত্রেই এর 
প্রয়োজনীয়তা বিদ্যমান । এক যে দুয়ের অর্ধেক সে সম্পর্কে কারই বা দ্বিমত 
থাকতে পারে? এ ধরনের মূলতত্তবগুলো নিঃসন্দেহে অবশ্য গ্রহণীয় ও 
অখণ্ডনীয় ।* 

বিরোধের মূল ক্ষেত্র অতিপ্রাকৃত দর্শন 
মূলত ইলাহিয়্যাত তথা আল্লাহতত্ব ও অতিপ্রাকৃত দর্শনই হলো গ্ৰীক 

দার্শনিকদের সাথে ইমাম ইবনে তায়মিয়া (র)-র বিরোধের ক্ষেত্র। অত্যন্ত 

জোরালো ভাষায় বার বার তিনি বলেছেন, ইলাহিয়্যাত ও অতিপ্রাকৃত জ্ঞানের 

জগতে গ্রীক দর্শন একেবারে অন্তসারশূন্য এবং গ্রীক দার্শনিকরা শিশুর মতই 

অজ্ঞ। তার আত্মপ্রত্যয়পূর্ণ দাবী হলো, এটা যেহেতু গ্রীক দার্শনিকদের কর্ম ও 

গবেষণার ক্ষেত্র নয়, সেহেতু এ বিষয়ে অনধিকার চর্চা করে নিজেদেরকে তারা 

হাস্যাম্পদই করে তুলেছেন শুধু । তার ভাষায় ৪ 

১. তাফসীর সুরাতি 'ল-ইখলাস, পৃষ্ঠা ৫৭। 

২. আর-রাদ্দু 'আলা'ল-মানতিকিয়টীন, পৃষ্ঠা ১৩৪ । 


www.almodina.com 


২৩০ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 
২১১২ 21১১৯০৩৮৮০১ ০৯৬৯ ৮৮০৭) Ulin 
৯৭ 4৪১০ ৬০ ১৮2৪ ৮১ wll এলি ৩১৬0৮8০0181 
- Lb ১০১৪ 4৭১৮৪৪৫১৮৬৮ ১৮১ (9৬৩ 12৯ 
দর্শনশান্ত্র নিয়ে যারা সময় কাটান প্রকৃতি বিজ্ঞানে তাদের বিশেষ জ্ঞান 
রয়েছে বটে, তবে ইলাহিয়্যাত সম্পর্কে তাদের অজ্ঞতা ও মূর্খতার কোন শেষ 
নেই। এ সম্পর্কে তাদের গুরু গ্যরিস্টটল অল্প-সল্প যা বলেছেন তাতে ভুলের 
সংখ্যা প্রচুর ।১ 
প্রকৃতি বিজ্ঞানে গ্রীক দার্শনিকদের ব্যুৎপত্তি এবং অতিপ্রাকৃত বিজ্ঞানে তাদের 
অল্প বিদ্যা ভয়ংকরী অবস্থা সম্পর্কে অন্যত্র তিনি লিখেছেন ঃ 
৬৯১০ ১ 42513৮15552 713 লী 4১ ০৪০৮৪ ১০ 41533 ES 
JU ৬৪ 0311১41 asa lS ৬ 1145 Lily ০১০২৩ 
আল্লাহ্‌র পরিচয় লাভে এরা বড় বঞ্চিত ও ভাগ্যাহত। আর ফিরিশতা, 
কিতাব ও রসূল সম্পর্কে তো এদের বলতে গেলে কোন জ্ঞানই নেই। তাই 
এ সম্পর্কে ইতিবাচক বা নেতিবাচক কোন বক্তব্যই তাদের নেই। মূলত 
উত্তরসূরি দার্শনিকরাই এ সম্পর্কে কিছু বক্তব্য রেখেছেন। কেননা তারা 
বিভিন্ন ধর্মাবলম্বী ছিলেন।২ 
ইমাম ইবনে তায়মিয়া (র)-র মতে, গ্রীক দর্শনের “মূল স্তম্ভ' যারা তারাও এ 
কথা স্বীকার করেছেন যে, এতদৃসংক্রান্ত জ্ঞান অর্জনের সূত্র ও প্রাথমিক জ্ঞাতব্য 
বিষয়গুলোই তাদের জানা নেই। সুতরাং এ ক্ষেত্রে ইয়াকীন ও প্রত্যয় অর্জন 
তাদের পক্ষে খুবই দু্কর। 
তিনি লিখেছেন £ 


(১ ৯০১ 28181 ১৮411 ০০১ Gall ৬৮৮] (৮৮৪ এই 
১। ৮০১11৪৩1৯১1 ৬১৯১০ (১719 Sly লী । ভ11 
- ৮০০ Sl ০ ৬৯৯১ ১511 ৩1১ ol 


১. মা'আরিজু'ল-উসূল মিন মাজমু-আতির রাসাইলু'ল-কৃবরা, পৃষ্ঠা ১৮৬। 
১. তাফসীর সুরাতি'ল-ইখলাস, পৃষ্ঠা ৫৭ । 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ২৩১ 


দর্শনশাস্ত্রের দিকপালগণ স্পষ্ট স্বীকার করেছেন, ইলাহিয়্যাত ও আল্লাহতত্তে 
ইয়াকীন ও প্রত্যয় লাভের কোন উপায় নেই। বড় জোর বলা চলে, “এ 
সম্পর্কে এটাই অধিক যুক্তিসংগত কথা ।” সুতরাং দ্বর্থহীনভাবে প্রমাণিত 
হলো, দার্শনিকদের কাছে আন্দাজ অনুমান ছাড়া কিছুই নেই। আর 
কুরআনের ভাষায়, “আন্দাজ অনুমান সত্যের বিকল্প হতে পারে না।”১ 


গ্রীক অতিপ্রাকৃত দর্শন এবং এঁশী জ্ঞানের তুলনামূলক আলোচনা 


গ্রীক দার্শনিকদের ইলাহিয়াত সংক্রান্ত অনুমান নির্ভর বক্তব্যের চুলচেরা 
বিচার-বিশ্রেণের পর ক্ষুব্ধ বিস্ময়ে ইমাম ইবনে তায়মিয়া (র) প্রশ্ন রেখেছেন 
নবী-রসূলদের এঁশী জ্ঞান ও প্রজ্ঞার মুকাবিলায় নিজেদের বাজে 
আন্দাজ-অনুমানগুলো পেশ করার নির্বোধ আম্পর্ধা তারা দেখায় কি করে? অত্যন্ত 
আবেগপূর্ণ ভাষায় তিনি লিখেছেন ঃ 


দর্শনের আদি গুরু গ্যারিস্টটলের ইলাহিয়াত সংক্রান্ত আলোচনা খুঁটিয়ে 
দেখলে যে কোন সচেতন পাঠক এ সিদ্ধান্তে উপনীত হতে বাধ্য হবেন, 
রাববু'ল-'আলামীনের পরিচয় সম্পর্কে অজ্ঞতার ক্ষেত্রে গ্রীক দার্শনিকদের 
সত্যিই কোন তুলনা নেই । তা সত্তেও কিছু সংখ্যক অর্বাচীন যখন গ্রীকদের 
অতিপ্রাকৃত দর্শনকে রসূলদের এঁশী জ্ঞান ও শিক্ষার মুকাবিলায় টেনে আনে 
তখন বিস্ময়ে বেদনায় নির্বাক হয়ে যাওয়া ছাড়া কোন উপায় থাকে না। 
কেননা ব্যাপারটি তখন গ্রাম্য জমিদারকে শাহানশাহের সাথে তুলনা করার 
মত দাড়ায়, বরং আরো জঘন্য । কেননা শাহানশাহ যেমন গোটা সাম্রাজ্যের 
ব্যবস্থাপক, তেমনি জমিদার তার গায়ের ব্যবস্থাপক, সুতরাং উভয়ের মাঝে 
একটা দূরতম সাদৃশ্য অন্তত রয়েছে। অথচ নবী ও দার্শনিকদের মাঝে 
সেটকুও নেই। কেননা নবীরা যে “ইল্ম ধারণ করেন সে সম্পর্কে 
দার্শনিকদের বিন্দুমাত্র জ্ঞান নেই, এমন কি তার ধারে কাছে ঘেষাও তাদের 
পক্ষে সম্ভব নয়। সত্য বলতে কি, ইয়াহুদী ও খ্রিস্টান ধর্মনেতারাও 
আল্লাহ্‌-তত্বে তাদের চেয়ে অধিক অবগত । এখানে আমি কিন্তু ওহীনির্ভর 
“ইলমের কথা বোঝাতে চাচ্ছি না। সে 'ইল্ম আমাদের আলোচনার বিষয়ই 
নয়। কেননা তা শুধু নবীদেরই বৈশিষ্ট্য, অন্যদের তাতে কোন অংশ নেই। 
আমি ‘আকল ও বুদ্ধিজাত সেই ‘ইলমের কথাই বোঝাতে চাচ্ছি যার সম্পর্ক 
হল তাওহীদ ও রিসালাতের সাথে, (আল্লাহ্র) যাত ও সিফাত তথা সত্তা ও 
গুণের পরিচয়ের সাথে এবং পরকাল ও পরকালীন সৌভাগ্যের নিয়ামক 
“আমলগুলোর সাথে, যেগুলোর অধিকাংশই নবীরা ‘আকল ও বুদ্ধিজাত 


১. নাকযু'ল-মানতিক, পৃষ্ঠা ১৭৮ 


www.almodina.com 


২৩২ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 
প্রমাণাদির সাহায্যে বয়ান করেছেন। দীন ও শরীয়তের এই 'বুদ্ধিজাত' ইলম 
সম্পর্কেই আমাদের দার্শনিক বন্ধুরা সম্পূর্ণ বেখবরছ 'ওহীনির্ভর"' “ইলমের 
তো প্রশ্নই আসে না। কেননা সেগুলো নবীদের একক বৈশিষ্ট্য । সুতরাং দর্শন 
ও নববী "ইলমের তুলনামূলক আলোচনায় সে প্রসঙ্গ আমরা উতথাপনই করব 
না। 


গ্রীক দার্শনিকদের অজ্ঞতা ও অবিমৃষ্যকারিতা 


ইলাহিয়্যাত ও আল্লাহ্তত্তে গ্রীক দার্শনিকদের জ্ঞানের দৈন্য ও বিভিন্ন গায়বী 
বিষয়ের অস্তিত্ব অস্বীকার করার প্রবণতা ও কারণ সম্পর্কে ইমাম ইবনে তায়মিয়া 
(র) বলেন ঃ 
নবীদের বর্ণিত গায়বী বিষয়সমূহ এবং ‘আকল ও বুদ্ধিজাত' মূলতন্ত 
(হাকীকত) সমূহ যা যাবতীয় অস্তিত্বকে বেষ্টন করার সাথে সাথে সেগুলোর 
নির্ভুল শ্রেণী-বিন্যাসও করে থাকে, সে সম্পর্কে দার্শনিকরা সম্পূর্ণ অজ্ঞ। 
কেননা সেগুলোর পূর্ণ অবগতি অর্জন তার পক্ষেই সম্ভব যার জ্ঞান বিদ্যমান 
অস্তিত্বসমূহের সকল প্রকরণকে বেষ্টন করতে সক্ষম । অথচ দার্শনিকদের 
জ্ঞান গণিত ও সংশ্লিষ্ট কিছু শাস্ত্রের মাঝে সীমাবদ্ধ । মূলত বিদ্যমান 
অস্তিত্সমূহের খুব অল্পই তাদের জ্ঞানের পরিধিতে এসেছে। কেননা মানুষের 
অবলোকন ও অনুভবের অন্তর্ভুক্ত অস্তিত্সমূহের তুলনায় অবলোকন ও 
অনুভব-উ্ধ্ব অস্তিত্সমূহের সংখ্যা অনেক অনেক বেশী। এজন্যই 
দার্শনিকদের পরিবেশিত তথ্যাবলীর মাঝেই যাদের জ্ঞান সীমাবদ্ধ এবং যারা 
নবীদের মুখে ফিরিশতা, আরশ, কুরসী, জান্নাত, জাহান্নাম ইত্যাদির 
আলোচনা শোনা মাত্র অবাক বনে যায় এবং নিজেদের সীমাবদ্ধ জ্ঞানের 
আলোকে নবীদের বাণী ও বক্তব্যের এমন ব্যাখ্যা দিতে শুরু করে যার 
সপক্ষে তাদের হাতে কোন যুক্তি নেই। অবলোকন ও অনুভব-বহির্ভৃত 
বিষয়গুলোর অনস্তিত্ সম্পর্কেও তাদের কোন ইতিবাচক জ্ঞান নেই। কেননা 
কোন কিছুর অস্তিত্ব সম্পর্কে জ্ঞান না থাকা আর তার অস্তিত্ব না থাকা এক 
নয়। যা আমাদের জানা নেই তার অস্তিত্ব নেই এটা যুক্তির কথা নয় । মূলত 
গায়বী ও অদৃশ্য বিষয়ের অস্তিত্ব অস্থীকারকারীরা সেই চিকিৎসকের মত 
যিনি কিছুতেই “জিন'-এর অস্তিত্ব স্বীকার করতে রাজি নন। কেননা 
চিকিৎসাশাস্ত্রে এর কোন প্রমাণ নেই । অথচ ভদ্রলোক ভেবে দেখলেন না যে, 
চিকিৎসাশান্ত্রে 'জিন'-এর অস্তিত্ববিরোধী প্রমাণও তো নেই। অর্থাৎ কোন 


১. আর-রাদ্দু 'আল্যাল-য়ানতিকিয়মীন, ৩৯৫ পৃষ্ঠা । 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ২৩৩ 
শাস্ত্রে সাধারণ লোকদের তুলনায় যার জ্ঞান অধিক সে তার জ্ঞানের 
অহমিকায় উক্ত শন্ত্রবহির্ভত বিষয়গুলোকে অস্বীকার করতে শুরু করে। 
বস্তুত বিভিন্ন বিষয় গ্রহণ ও স্বীকার করার ক্ষেত্রে মানুষের তত বিচ্যুতি 
ঘটেনি। যতটা ঘটেছে অবীকার করার ক্ষেত্রে। কেননা যে জিনিসের 
হাকীকত সম্পর্কে মানুষ পূর্ণ অবগত নয় তা মিথ্যা প্রমাণিত করার এবং 
তার অস্তিত্ব অস্বীকার করার ঝৌক ও প্রবণতা মানুষের আদি স্বভাবের 
অন্তর্ভুক্ত । আল্লাহ পাক ইরশাদ করেন $ 


- 44251850503 bs 1৮৮৯৯11051১25 এ 


তাদের জ্ঞান যে বিষয়ের নাগাল পায়নি তা তারা অস্বীকার করে বসল, 
অথচ সে বিষয়ের হাকীকত এখনো তাদের কাছে পূর্ণ প্রকাশিত হয়নি । 


(সূরা যুনুস £ঃ আয়াত-৩৯) 
প্রতিমা ও তারকাপৃজক গ্রীস 


প্রাচীন গ্রীক ইতিহাস থেকে জানা যায়, গণিতশাস্ত্র, প্রকৃতি-বিজ্ঞান ও 
শিল্প-সাহিত্যে অমূল্য অবদানের মাধ্যমে যে গ্রীক জাতি হাযার বছর ধরে চিন্তা ও 
ইতিহাসের অধিকাংশ সময় কিন্তু তারকা ও প্রতিমা পূজায় কাটিয়েছে। ফলে 
তাদের চিন্তা ও বিশ্বাসের জগত ছিল হাজারো কুসংস্কারে আচ্ছন্ন । আধুনিক 
ইতিহাস গ্রীসের প্রতিমাতত্ব ও তাদের জাতীয় দেব- দেবীর অনেক অজানা তথ্য 
উদঘাটন করে দিয়েছে যা সন্দেহাতীতরূপেই প্রমাণ করে, প্রাচীন গ্রীসদেশের 
সর্বত্র দেব-দেবী ও মঠ-মন্দিরের জাল বিস্তৃত ছিল । আরবদের হাত ঘুরে যে গ্রীক 
দর্শন যুরোপে পৌছেছিল তাতে তারকা ও প্রতিমা পূজার ছাপ ও প্রভাব ছিল 
সুস্পষ্ট । নিজেদের ধর্মীয় বিশ্বাস ও শির্কী ধ্যান-ধারণাকেই গ্রীক দার্শনিকরা 
দর্শনের চটকদার পরিভাষার আবরণে পরিবেশন করেছিলেন । আর খ্রীকদের 
ধর্মীয় ইতিহাস না জানার কারণে সেগুলোকেই মুসলিম দার্শনিকরা পরম সত্য 
জ্ঞানে লুফে নিলেন এবং গবেষণা ও যুক্তি প্রয়োগের মাধ্যমে তা সুপ্রমাণিত করার 
জন্য কোমর বেঁধে নেমে পড়লেন । ইমাম ইবনে তায়মিয়া (র)-র.বিরল প্রজ্ঞা ও 
দূরদৃষ্টিই বলতে হবে যে, কয়েক শতক আগেই সকলের সামনে এ সূক্ষ্ম দিকটি 
তিনি তুলে ধরেছিলেন । তার ভাষায় 8 


৮5৬ ১০৮41 ৮৪1 ১০ ৬৯১০ 15৮8 LU 2০৯৪ al 
~~ Llc abc li ১৮১৪১ AIS Lg ly 
- SUI ১১৮ 1১053 ০০5 BY AISA ২৮11 


www.almodina.com 


২৩৪ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 
প্রাচীন গ্রীকরা যাদু ও শির্ক বিশ্বাসে সকলকে ছাড়িয়ে গিয়েছিল তারকা ও 
প্রতিমা পূজায় তারা ডুবে ছিল। গ্রহ-নক্ষত্রের গতিবিধি ও জ্যোতির্বিদ্যা নিয়ে 
তাদের এত মাতামাতির রহস্য এখানেই নিহিত.। এজন্য তারা রীতিমত 
ইবাদতখানাও তৈরি করত 1৯ 
অন্যত্র তিনি লিখেছেন ৪ 

4১4০১ ০১১১০ ০১১৯ 0015 ০১১৯৪১০।1৫৪৪১ IS li 

১৮০৮১ ১১১৮১৩০৪০৮৯) 181 91591 LE ০13১৪ 

JA ০ ১৬৫১০১০১৮০১ 215 AALS 4114 ০৮৯] 

০৬৯০১) Lurid dA LHe bE lL 

- pull 

তাদের উত্তর ও পূর্বসূরী মহারথীরা শির্কের নির্দেশ দিত। পূর্বসূরীরা 
গ্রহ-তারাকে ক্ষুদে খোদা নাম দিয়ে বিভিন্নভাবে সেগুলোর উপাসনা করত। 
মুসলমানদের মধ্যে যারা তাদের অনুসারী তাদেরও একই অবস্থা । কাউকে 
তারা শিরক থেকে বিরত রাখে না, তাওহীদকেও অপরিহার্য মনে করে না 
বরং বৈধ কিংবা জরুরী মনে করে শির্কের নির্দেশ প্রদান করে । নিদেনপক্ষে 
তাওহীদকে অপরিহার্য মনে করে না।২ 


পূর্ববর্তী ও পরবর্তী গ্রীক দার্শনিকদের পার্থক্য 


ইমাম ইবনে তায়মিয়া (র)-র সুক্ষ্মদর্শিতা ও বাস্তববোধের আরেকটি প্রমাণ 
হলো, পরবর্তী ও পূর্ববর্তী গ্রীক দার্শনিকদের মাঝে তিনি পার্থক্য রেখা টেনেছেন। 
তার মতে, গ্যারিস্টটলের পূর্বসূরী দার্শনিকরা গায়বী বিষয়, ধর্মীয় ধ্যান-ধারণা ও 
ভাবধারার সাথে অধিক পরিচিত ছিলেন। অদৃশ্য ও অজড় অস্তিত্বকে অস্বীকার 
করার প্রবণতা তাদের ছিল না। পক্ষান্তরে এ্যারিস্টটলের মাঝে সে প্রবণতা 
প্রকটভাবে আমরা দেখতে পাই । এক স্থানে তিনি লিখেছেন $ 
এ্যারিস্টটল-ভক্ত দার্শনিকরা পূর্ববর্তীদের অনুগমন করেন নি, অথচ তারাই 
ছিলেন গ্রীক দর্শনের মূল স্তম্ভ । বিশ্বের নশ্বরতায় তারা যেমন বিশ্বাস 
করতেন, তেমনি এ বিশ্বাসও তাদের ছিল যে, দৃশ্যমান জগতের উর্ধ্বে 
আরেকটি জগতের অস্তিত্ব আছে। সেই উর্ব জগতের এমন কিছু বিবরণ 
তারা দিতেন যা জান্নাত সম্পর্কে হাদীস শরীফে বর্ণিত হয়েছে। অনুরূপভাবে 
সক্রেটিস প্রমুখ দিকপাল দার্শনিকদের বক্তব্যে সুস্পষ্ট প্রতিভাত হয়, 
পুনরস্থানেও তারা বিশ্বাস করতেন ।৩ 
১. তাফসীরু সুরাতি'ল-ইখলাস, পৃ. ৫৭। ২. নাকযু'ল-মানতিক, পৃ. ১৭৭। 
৩. তাফসীর সুরাতি 'ল-ইখলাস, পূ. ৬৭ 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ২৩৫ 
ধর্মতত্বের সাথে এ্যারিস্টটলের অপরিচয় 
ইমাম ইবনে তায়মিয়া (র) বর্ণিত এ পার্থক্যের কারণ হলো, নবী-রসূলদের 
পুণ্যভূমিতে প্রাচীন দার্শনিকদের যাতায়াত-ছিল। ফলে ধর্মীয় তত্ব ও ভাবধারার 
সাথে পরিচয় লাভের সুযোগ তারা পেয়েছিলেন । পক্ষান্তরে এ্যারিস্টটলের জীবনে 
কখনো সে সুযোগ আসেনি । কতিপয় এতিহাসিকের বরাত দিয়ে তিনি বলেন ঃ 
‘আদি পুরুষ" পিথাগোরাস, সক্রেটিস ও প্লেটো নবী-রসূলদের পুণ্যভূমি 
সিরিয়া ও অন্যান্য অঞ্চলে যাতায়াত করতেন। সেই সুবাদে লুকমান 
হাকীমের কাছ থেকে এবং হযরত দাউদ ও সুলায়মান (আ)-এর শিষ্যদের 
কাছ থেকে তারা জ্ঞান আহরণ করতেন । কিন্তু এ্যারিস্টটলের জীবনে সে 
সকল পুণ্যভূমি সফরের সুযোগ আসেনি । ফলে পূর্বসূরীদের কাছে 
নবী-রসূলদের বাণী ও শিক্ষার কিছু অংশ থাকলেও তার কাছে তার 
ছিটেফৌটাও ছিল না, ছিল শুধু প্রতিমা-পূজকদের ধর্ম সংক্রান্ত কিছু তত্ব । 
সেগুলোর আলোকেই তিনি অনুমাননির্ভর এক দর্শনের বুনিয়াদ রেখেছেন, যা 
তার ভক্তরা চোখ বুজে দৈব বিধানের ন্যায় অনুসরণ করছে।১ 
দুর্ভাগ্যবশত এ্যারিস্টটলের এই অভিশপ্ত দর্শনই মুসলিম জাহানে ব্যাপক 
প্রসার লাভ করে এবং সমগ্র গ্রীক দর্শনের প্রতিনিধিত্বের মর্যাদায় অধিষ্ঠিত হয়। 
ইমাম ইবনে তায়মিয়া (র) লিখেছেন ৪ 
৩১1৩ ৮১০ ০৪1৬ ৬৫19011৮৩4৪ All ২8481) ১৬৬ 5415 
২1৪১ (৮৯ ৩১৮৮ 48৮৪ ১৬৯১৩ Al sss ০০০ 
- ৪১। ৮1 opm sd ৯৮১৪) ০৪ 
কিন্তু আল-ফারাবী, ইবনে সীনা, ও ইবনে রুশদ প্রমুখ যে দর্শন অনুসরণ 
করেন মূলত তা এ্যারিস্টটল প্রবর্তিত দর্শন-দার্শনিকরা যাকে 'আদি গুরু" 
বলে থাকেন ।২ 


গ্রীক দর্শনে আল্লাহ্‌র অবস্থান 


এ্যারিস্টটলের দর্শনে আল্লাহ্র অস্তিত্ব নিছক কল্পনা ও চিন্তার গণ্ডীতেই 
আবদ্ধ । ইমাম ইবনে তায়মিয়ার ভাষায় £ 


১৯1৯1| 1৯ 31 44 ৩৮৯০ mall ৬৯ me! il Jib ১৮০০ 130 
- ৮১০১) 5১ JAIN ৪৪১ ৯১৬৯৩ ১৯১৩ YS sl 
১. নাকযু'ল-মানতিক, ১১৩ পূ. ২. আর-রাদ্দু-'আলা'ল-বাকরী, পূ. ২০৬। 


www.almodina.com 


২৩৬ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 
দার্শনিকদের আল্লাহ্‌ সম্পর্কিত মতামতগুলো কোন বিদগ্ধজন গভীরভাবে 
তলিয়ে দেখলে পরিষ্কার বুঝতে পারবেন, যে-একক সত্তার কথা তারা 
বলেছেন, তার অস্তিত্ব চিন্তা ও কল্পনার রাজ্যেই শুধু সম্ভব! বাস্তবে তার 
কোন অস্তিত্ব নেই।৯ 
আল্লাহ পাকের কর্ম ও গুণাবলী অস্বীকার করার ক্ষেত্রে দার্শনিকরা যে 
‘উদারতা'র পরিচয় দিয়েছেন এবং যাবতীয় সৌন্দর্য ও পূর্ণতা, কুদরত ও ক্ষমতা 
রহিত করার ক্ষেত্রে যে উৎসাহ দেখিয়েছেন সেদিকে ইংগিত করে ইমাম ইবনে 
তায়মিয়া (র) মন্তব্য করেছেন, আল্লাহ্‌র মর্যাদা ও বড়ত্বের ওপর এর চেয়ে 
নির্লজ্জ হামলা আর হতে পারে না। জনৈক বিদগ্ধ পণ্ডিতের মন্তব্য উদ্ধৃত করে 
তিনি বলেন ঃ 
১৯৬০ ০৮ msl ৮৮১০৭) JUS SLA ০৯৮৯ ০৮৯৭ ৪] 

- JU ৮০১৪ ১০৪ ০১ LSU 
জনৈক বিদগ্ধ ব্যক্তি সুন্দর বলেছেন, “তাওহীদ ও একত্বাদের দার্শনিক 
ধারণা হজম করার চেয়ে চপেটাঘাত সহ্য করা অনেক সহজ |” জদ্বলোকের 
এ মন্তব্যও কিন্তু যথেষ্ট সংযত ।২ 


মুসলিম দার্শনিকদের অন্ধ গ্রীক অনুকরণ 

ইমাম ইবনে তায়মিয়া (র)-র মতে, পরবর্তী মুসলিম দার্শনিকরা গ্রীক 
দর্শনের উচ্ছিষ্ট ভোজন ও এ্যারিস্টটলের অন্ধ অনুকরণের কারণেই বহু স্থানে 
মারাত্মক ভ্রান্তি ও স্ববিরোধিতার স্বীকার হয়েছেন । এইসব মুসলিম দার্শনিকদের 
প্রতি ইমাম সাহেবের ক্ষোভ ও ক্রোধের তাই শেষ নেই । কেননা রসূল সাল্লাল্লাহু 
“আলায়হি ওয়া সাল্লামের মাধ্যমে প্রাপ্ত আল্লাহ্‌র মহা নেয়ামতের কোন কদর 
তারা করেননি এবং চোখের সামনে হিদায়াতের রৌশনি থাকা সত্বেও তা থেকে 
উপকৃত হননি; বরং মানুষের চোখ থেকেও তা আড়াল করে রাখার অপচেষ্টায় 
মেতেছিলেন। তার ভাষায় ঃ 


she SEU desl ১০73০ 31 ৪৪ 9455 0501 হ৬০48241 ০3১৬ ৩ 
০৫৩ hits JASE) SAI Satay SEAT Lg glial) fal 
tlle basa YH Slag 3 Shiga SHIVER seit adlssaat! 8৫ 
wld opi ২15 ml 


১. তাফসীরু সুরাতি'ল-ইখলাস-পৃ. ৩৭। 
২. আর-রাদ্দ ‘আলা'ল-মানতিকিয়্রীন, পৃ. ২২১। 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ২৩৭ 
«০1313 51511 ১৮5৮5 ১০৪15 ১৫113 ১। ০১ 1৯০০৯ 5৪3৪ 
ACEI idl ১১৯ ০৮৯৮ J ১2০১ ৩০ 4১৮৯ lle VINNY 
- LIL ৮২১০৬ shiz 31 Ll 
ঈমান ও ইল্মের যারা অধিকারী তাদের চোখে পরবর্তী মুসলিম দার্শনিকরা 
হলো মূর্ধের সেরা । কেননা তাদের ভ্রান্তি ও স্ববিরোধিতা এত সুস্পষ্ট যে, 
বুদ্ধিমান বালকের পক্ষেও তা বোঝা সম্ভব । আসলে তারা যেহেতু ধরেই নিয়েছেন 
যে, ভ্রান্ত পূর্বসূরীদের পথেই চলতে হবে এবং তাদের নীতিমালার ভিত্তি মূলের 
উপর তৈরী প্রাসাদেই বাস করতে হবে, সর্বোপরি হৃদয় ও কর্ণের পর্দা 
উন্মোচনকারী যে নূর ও হিদায়াত এসেছে তা অবশ্যই পরিহার করে চলতে হবে, 
তাই এরা সেই নির্বোধ ব্যক্তির মতই যে ফুঁ দিয়ে সূর্যের আলো নিভাতে চায় 
কিংবা চাদর দিয়ে তা আড়াল করতে চায়।১ 


নবুওয়তের মর্যাদা সম্পর্কে অজ্ঞ ইবনে সীনা 

দর্শনের প্রতি অন্ধপ্রেম এবং গ্যারিস্টটলের তল্পি বহনের কারণে যে সকল 
মুসলিম দার্শনিক ধর্মীয় তত্ত্ব, আকীদা ও মৌলবিশ্বাসের দার্শনিক ব্যাখ্যা দেয়ার 
চেষ্টা করেছেন এবং দর্শনের আলোকেই তা বুঝতে ও বোঝাতে চেয়েছেন, 
'হুকামায়ে ইসলাম" নামে তাদের স্মরণ করা হলেও তার মতে অদৃশ্য জ্ঞান ও 
তত্ত্বের নির্ভুল উপলব্ধি নিছক গ্রীক দর্শনের সাহায্যে এবং এ্যারিস্টটলীয় 
নিয়মনীতির আলোকে সম্ভব নয়। ইবনে সীনাকে মনে করা হয় ইসলামী প্রাচ্য 
এ্যারিস্টটলীয় দর্শেনের শ্রেষ্ঠ ভাষ্যকার ও মুখপাত্র । তাই ইমাম ইবনে তায়মিয়া 
(র) তাকেই বেছে নিয়েছিলেন তার সুতীব্র সমালোচনার প্রধান লক্ষ্যস্থল রূপে । 
ইমাম সাহেব লিখেছেন ৪ 


ইবনে সীনা বলতে চান, “নবুওয়ত মুলত নফস ও আত্মশক্তিসমূহের একটি । 
আর শক্তির দিক থেকে মানুষের নফস ও আত্মার শ্রেণীর ভেতর তারতম্য 
অবশ্যই আছে।” বস্তুত নবুওয়তের হাকীকত ও প্রকৃতি সম্পর্কে অজ্ঞ মুর্খের 
পক্ষেই শুধু এমন কথা বলা সম্ভব । এটা তো সেই ব্যক্তি মতই হলো, যে 
শুধু কবিদের শ্রেণী সম্পর্কে অবগত হয়েই প্রমাণ করতে চায় যে, আইন বা 
চিকিৎসাবিদদের একটা শ্রেণীও দুনিয়াতে আছে। অর্থাৎ কবিদের 
বিদ্যমানতাকেই সে আইনজ্ঞ ও চিকিৎসকদের বিদ্যমানতার সপক্ষে 
প্রমাণরূপে দাড় করাতে চায়। তবু উদাহরণটা যুৎসই হলো না। কেননা 
চিকিৎসক ও কবির তুলনায় নবী আর অ-নবীর পার্থক্য ও দূরতৃ তো 


১. আর-রাদ্দু "আলা ল-বাকরী, পৃ. ১১৫। 


www.almodina.com 


২৩৮ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 
পরিমাপ করাই সম্ভব নয়। কিন্তু এই দার্শনিকরা নবুওয়তের হাকীকত ও 
প্রকৃতি সম্পর্কে এমনই অজ্ঞ যে, এ বিষয়টাকেও তারা গুরু দার্শনিকদের 
নির্ধারিত নিয়মমালার আলোকে বিশ্লেষণ করতে চাইল, অথচ নবুওয়তের 
হাকীকত এবং নবীদের পদমর্যাদা সম্পর্কে গুরুদের কোন ধারণাই ছিল না।৯ 


অন্যত্র তিনি লিখেছেন ঃ 


(এই উম্মাহর) বিভিন্ন ফেরকার মধ্যে নবুওয়তের হাকীকত ও প্রকৃতি 
সম্পর্কে সবচেয়ে অজ্ঞ হলো গ্রীক দর্শন পূজারী, বাতেনী ও নাস্তিক্যবাদীরা । 
তাদের ধারণায় নবুওয়তের বুনিয়াদ হলো এমন একটি "সাধারণ গুণ" যা 
সকল মানুষের মাঝেই বিদ্যমান আছে। সেটা হলো 'শ্বপ্র'। বস্তুত 
এ্যারিস্টটল ও তার অনুসারীদের দর্শনে নবুওয়ত সম্পর্কিত কোন আলোচনা 
পাওয়া যায় না। আল-ফারাবী-পন্থীদের মতে নবীর চেয়ে দার্শনিক শ্রেষ্ঠ । 
ইবনে সিনা অবশ্য নবুওয়তকে আরেকটু ছাড় দিয়েছেন। তার মতে, 
নবুওয়তের বৈশিষ্ট্য তিনটি £ প্রথমত শিক্ষা গ্রহণ ছাড়াই নবীর শিক্ষা লাভ 
হয়। এর নাম তিনি দিয়েছেন 'কুওয়তে কুদসিয়াহ্‌' বা দৈব জ্ঞান। তবে এর 
হাকীকত ও প্রকৃতি 'কুওয়তে হাদসিয়াহ্‌' বা লব্ধ জ্ঞানেরই অনুরূপ । 
দ্বিতীয়ত, অন্তর্লোকে তিনি কোন জ্ঞাত বিষয়ের ধ্যান গ্রহণ করেন। ফলে 
মানসপটে কিছু নূরানী উদ্ভাসিত হয় । অতঃপর ভেতর থেকে কিছু 
‘বাণী’ তিনি শ্রবণ করেন, ঠিক যেমন ঘুমন্ত ব্যক্তি তার মানসপটে উদ্ভাসিত 
আকৃতির সাথে কথোপকথনে লিপ্ত হয়, অথচ এগুলোর অস্তিত্ব শুধু তার 
ভেতরেই, বাইরে এর কোন অস্তিত্ব নেই। তদ্রপ তাদের ধারণায় একজন 
নবী যা কিছু শ্রবণ ও অবলোকন করেন অন্যরা সে শ্রবণ ও অবলোকনের 
অংশীদার হয় না। কেননা এগুলো তার অন্তঃঅবলোকন। সুতরাং 
অন্তর্লোকেই এর অস্তিত্, বাইরে কোন অস্তিত্ব নেই। কারো মস্তিষ্কে 
অস্বাভাবিক অবস্থা সৃষ্টি হলে কিংবা পিত্ত, কফ ইত্যাদির প্রাবল্য ঘটলে তার 
বেলায়ও উপরিউক্ত অবস্থা দেখা দিতে পারে। তৃতীয়ত, নবী এমন এক 
শক্তির অধিকারী হন যার মাধ্যমে তিনি সৃষ্টিজগতের প্রকৃতিতে ব্যতিক্রম 
ঘটাতে পারেন । ফলে তার হাতে অলৌকিক বিষয় প্রকাশ পায়। ইবনে 
সিনার মতে এটাই হলো নবীদের মু'জিযা। কেননা তার ধারণায় বিশ্বে যা 
কিছু ঘটে তা আত্মিক, দৈব কিংবা প্রাকৃতিক শক্তির ফল। এই 
দর্শনজীবীদের ধারণায় নবীদের মনোজগতে যা কিছু ঘটে তা 'অতিক্রিয়াশীল 
বোধশক্তির' অবদান ছাড়া আর কিছু নয়। 


১. আন-নুবুওয়াত. পূ. ২২। 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ২৩৯ 


(নবুওয়তের এ ধারণা মগজে ধারণ করে) নবীদের বাণী ও বক্তব্যকে তারা 
নিজেদের মতামতের সাথে খাপ খাওয়াতে চেষ্টা করলেন। এর সহজ উপায় 
হিসাবে তারা শব্দ নিতেন নবীদের, কিন্তু সেগুলো ব্যাখ্যা করতেন নিজেদের 
বিশ্বাস ও মূলনীতির আলোকে অর্থাৎ নিজেদের বিশ্বাস ও ধারণা পরিবেশন 
করতেন নববী শব্দমালার আবরণে । এভাবেই তাদের রচনাবলীতে নববী 
শব্দপঞ্জী ও পরিভাষার ব্যাপক ব্যবহার ঘটেছে। ফলে নবী ও দার্শনিকদের 
উদ্দেশ্য ও উভয় উদ্দেশ্যের প্রকৃতিগত পার্থক্য সম্পর্কে যারা বে-খবর তারা 
মনে করে বসেন, দার্শনিকরা যা বোঝাতে চাচ্ছেন নবীদের উদ্দেশ্যও বুঝি 
তাই। এভাবেই বহু দল ও ফেরকা গোমরাহ হয়েছে । ইবনে সিনা ও তার 
অনুগামীদের লেখনীতে এ বিষয়টি পরিষ্কার চোখে পড়ে ।১ 


কালামশাস্ত্রের দুর্বলতা, কালামবিদদের দ্যোদুল্যমানতা 
গ্রীক দার্শনিক ও তাদের অনুগামী মুসলিম দর্শনজীবীদের মাঝেই ইমাম 
ইবনে তায়মিয়া (র)-র সমালোচনা সীমাবদ্ধ ছিল না, বরং 
কালামশান্ত্রবিদদের সমালোচনায়ও তিনি সমান তৎপর ছিলেন । কেননা এই 
জদ্বলোকেরা ইসলামের আত্মপক্ষ সমর্থন করেছেন সত্য, কিন্তু গায়েবী বিষয়গুলো 
প্রমাণ করতে গিয়ে দার্শনিকদের 'প্রমাণ পদ্ধতি ও দর্শনের সীমাবদ্ধ ও ভ্রান্তিপূর্ণ 
পরিভাষাই তারা ব্যবহার করেছেন, অথচ সেগুলোর স্বতন্ত্র আবেদন ও প্রভাব 
রয়েছে, রয়েছে আলাদা অর্থ ও তাৎপর্য । 'আন-নবুওয়াত' গ্রন্থের এক স্থানে তিনি 
লিখেছেন ঃ 
সৃষ্টিতত্ত, ত্রষ্টার অস্তিত্ব ও পুনরুথানের সত্যতা প্রমাণের ক্ষেত্রে কালাম 
শান্ত্রবিদদের বক্তব্য 'আকল ও যুক্তির বিচারে যেমন সারগর্ভ ও সন্তোষজনক 
নয়, তেমনি (কুরআন-সুন্নাহর) ‘নকল’ ও উক্তিগত দিক থেকেও প্রামাণ্য 
নয়। (অর্থাৎ ‘আকল ও নকল তথা *যুক্তি' ও ‘উক্তি’ কোন বিচারেই তা 
মনোত্রীর্ণ নয় ।) নিজেরাও তারা এ সত্য স্বীকার করে থাকেন । শেষ জীবনে 
ইমাম রাষী (র) পরিষ্কার বলেছেন £ দর্শন ও কালামশান্ত্রের 'প্রমাণীকরণ 
পদ্ধতি" সম্পর্কে গভীর চিন্তা-ভাবনার পর আমি এ সিদ্ধান্তে উপনীত হয়েছি, 
তাতে রোগের আরোগ্য নেই এবং পিপাসা নিবারণেরও ব্যবস্থা নেই। 
পক্ষান্তরে কুরআন-সুন্নাহর পক্ষকেই আমি নিরাপদ ও নিকটতম পথরূপে 
পেয়েছি। নফী ও নেতিবাচক বর্ণনার ক্ষেত্রে নিচের আয়াত দু'টি লক্ষ্য কর। 
(কোন কিছুই তার তুল্য নয়) এ এ 


১. আন-নুবুওয়াত, পৃ. ১৬৮ । 


www.almodina.com 


২৪০ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 


-৮১৮০ © LH" 
(ক্ষুদ্র জ্ঞানে তারা তাকে বেষ্টন করতে পারে না।) 
ইছবাত ও ইতিবাচক বর্ণনার ক্ষেত্রে নীচের আয়াত ক'টি ভেবে দেখুন! 
Syl ১১০৮1) ০০ ৯৯০৭। 
দয়াময় আরশে সমাসীন হলেন। 
hdl 2111 ১০০৪ tll 
পবিত্র বাণীসমূহ তারই সমীপে আরোহণ করে । 

-১৯১১। ২৩১ ৯০০৯০ ০1৮৮৮এ। ভও ৩১ 1০ 
তোমরা কি নিশ্চিত আছ যে, আকাশ অধিপতি তোমাদেরসহ ভূমিকে 
ধ্বসিয়ে দেবেন না। 
অবশেষে তিনি বলেন, আমার মতো যে কেউ পরীক্ষা-নিরীক্ষা চালাবে তাকে 
এ সিদ্ধান্তেই উপনীত হতে হবে । গাযালী ও ইবনে আকীল প্রায় অভিন্ন 
কথাই বলেছেন এবং এটাই হচ্ছে *সত্য' ৷” 


অন্যত্র তিনি লিখেছেন £ 


মুতাকাল্পিম (কালামশাস্ত্রবিদ)-গণ স্বভাব বুদ্ধির পথ অনুসরণে যেমন ব্যর্থ 
হয়েছেন তেমনি নববী শরীয়তের পথ অনুসরণও তাদের কপালে জোটেনি । 
ফল দাড়িয়েছে, একদিকে তাদের স্বভাব-সারল্য লোপ পেয়েছে, অন্য দিকে 
শরীয়তের স্থির পথ থেকেও বিচ্যুতি ঘটেছে। বুদ্ধিজাত জ্ঞানের ক্ষেত্রে তারা 
“সাফসাতাহ' ও "নাস্তিক্যবাদের শিকার হয়েছেন। পক্ষান্তরে কুরআন- 
সুন্নাহজাত জ্ঞানের ক্ষেত্রে মাত্রাতিরিক্ত সূক্্মতা ও জটিলতার আবর্তে ডুবে 
গেছেন।২ 

কতিপয় কালামশান্ত্রবিদের আরেকটি মারাত্মক দুর্বলতার কথাও তিনি তুলে 


ধরেছেন অর্থাৎ প্রায়শ তাদের আপত্তি ও প্রশ্নগুলো হয় খুব সবল আবেদনপূর্ণ, 
অথচ উত্তর ও সমাধানগুলো হয় অপেক্ষাকৃত দুর্বল ও আকর্ষণশুন্য । ইমাম ইবনে 
তায়মিয়া (র)-র মতে, মুতাকাল্লিমদেরকে ইসলামের প্রতিনিধি ও মুখপাত্র মনে 
করে তাদের রচনাবলীতেই নিজেদের অধ্যয়ন যারা সীমিত রেখেছেন তাদের জন্য 


এ দুর্বলতা" খুবই মারাত্মক পরিণতি ডেকে আনে । তিনি বলেন ঃ 


১. আন-নবুওয়াত. পৃ. ১৪৮। 
২. কোন বস্তুরই অস্তিত্ব নেই, সব আমাদের স্বপ্ন. এরূপ ন তবাদ 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ২৪১ 


নবুওয়ত সংক্রান্ত আলোচনায় মুতাকাল্লিমরা এমন সব প্রশ্নের অবতারণা 
করেন যা যেমন বেগবান তেমনি সহজে বোধগম্য ৷ পক্ষান্তরে উত্তরগুলো হয় 
(তথ্য ও উপস্থাপনাগত) দুর্বলতায় নির্জীব ৷ কিছু কিছু উদাহরণ ইতিপূর্বে 
আমরা পেশ করে এসেছি । ফল এই দাড়ায় যে, তাদের রচনাবলী থেকেই 
যারা ‘ইলম, ঈমান ও হিদায়াতের আলো পেতে চায় তাদের আকীদা ও 
বিশ্বাসের ভিত কেঁপে ওঠে এবং ঈমান ও ইয়াকীনের বন্ধন শিখিল হয়ে 
পড়ে । কেননা তাদের ধারণায় মুতাকাল্লিমরাই হলেন ইসলামের রক্ষক, 
প্রতিনিধি ও কৌশলী । তাদের কাধেই অর্পিত হয়েছে ইসলামের যৌক্তিক ও 
বুদ্ধিবৃত্তিক পৃষ্ঠপোষকতার সুমহান দায়িত্ব, অথচ তাদের কাছেই নবুওয়তের 
(সত্যতা ও প্রয়োজনীয়তার) পক্ষে সন্তোষজনক কোন যুক্তি-প্রমাণ নেই। 
ফলে ঈমান ও ‘ইলমের পথ রুদ্ধ হয়ে পড়ে, মূর্খতা ও মুনাফেকীর দুয়ার 
খুলে যায়, বিশেষত তাদের জন্য এটা খুবই সর্বনাশা যাদের জানাশোনার 
পরিধি মুতাকাল্লিমের পরিবেশিত যুক্তি-প্রমাণেই সীমিত ৷? 


দর্শন ও কালামশান্ত্রবিদদের অভিন্ন দোষ ও দুর্বলতা 


ইমাম ইবনে তায়মিয়া (র)-র মতে, দর্শন ও কালামশান্ত্রবিদরা একই ভুল 
করেছেন এবং এত বিরোধ সত্তেও উভয় দল একই কর্মপন্থা অনুসরণ করেছেন । 
তাদের প্রধান দোষ ও দুর্বলতা হল, কিয়াস ও যুক্তি প্রয়োগের মাধ্যমে যে বিষয়ের 
'ইলম' হাসিল করা সম্ভব নয় সেখানেও তারা কিয়াস ও যুক্তি প্রয়োগ করেছেন 
এবং 'ফিতরত ও নবুওয়াত’ (স্বভাববোধ ও এশী জ্ঞান) উভয়ের সাথে দ্বন্দ ও 
শক্তি পরীক্ষায় অবতীর্ণ হয়েছেন। ফলে উভয় দলের চিন্তা ও গবেষণায় ভ্রান্তি 
প্রচুর এবং সারবত্তা কম ।২ 


দীর্ঘসৃত্রিতা ও কৃত্রিমতা 

ইমাম ইবনে তায়মিয়া (র)-র মতে, দার্শনিক ও কালামশাস্ত্রবিদদের যুক্তি ও 
যুক্তি-প্রয়োগ পদ্ধতি অপ্রয়োজনীয় দীর্ঘসূত্রিতা ও কত্রিমতা দোষে দুষ্ট । যে সকল 
বিষয় ও উদ্দেশ্য মুতাকাল্লিমরা দীর্ঘ ও জটিল যুক্তি প্রয়োগের মাধ্যমে প্রতিষ্ঠিত 
করতে চেয়েছেন সেগুলো আরো সহজ, সংক্ষিপ্ত ও স্বভাবোপযোগী পথ ও পন্থায় 
প্রমাণ করা সম্ভব, অথচ দর্শন ও কালামশান্ত্রবিদরা তা না করে অযথা ঘুর পথ 
অবলম্বন করেছেন । যেমন, কাউকে জিজ্ঞাসা করা হল £ তোমার কান কোথায়? 
সে নিজের ডান হাত মাথার ওপর দিয়ে ঘুরিয়ে বহু কষ্টে বাম কান পর্যন্ত নিয়ে 
গিয়ে বলল, “এই যে আমার কান' অথচ সহজভাবে ডান হাতে ডান কান কিংবা 
বাম হাতে বাম কান দেখিয়ে দিলেই হতো । প্রসংগক্রমে একটি কবিতা পংক্তি 
১. আন-নুবুওয়াতত, পূ. ২৪৩% ১৯, শাকমূ্ল-মানতিক, পূ. ১৬২ 
সাধক (২য়)-১৬ 


www.almodina.com 


২৪২ শায়খুল ইসলাম হাফিজ ইবৃন তায়মিয়া (র.) 
- *৮১1৮১ 4211 ১৬০ ০৮৮1) 42853 4535০ ৮০৪। এও el 


অনেক চিন্তা-গবেষণা ও পণুশ্রমের পর (সোজা পথে এসে) সে বলল, 
পানির পরিচয় এই যে, তা পানি। 


কালামশাস্ত্রীয় যুক্তিমালা বিকল্পহীন নয় 

ইমাম ইবনে তায়মিয়া (র) মুতাকাল্লিমদের এ অন্তঃসারশূন্য দাবি মেনে 
নিতে মোটেই রাজি নন এ কারণে যে, আলোচ্য বিষয় ও উদ্দেশ্যগুলো প্রমাণের 
জন্য মুতাকাল্পসিমদের 'প্রমাণীকরণ' পদ্ধতিই একমাত্র পথ, অন্য কোনভাবেই 
সেগুলো প্রমাণ করা সন্ভব নয়। তার মতে, কোন কোন ক্ষেত্রে তাদের 
'প্রমাণীকরণ' পদ্ধতি ও উপাদানগুলো নির্ভুল হলেও এ ধারণা অবশ্যই ভুল যে, 
সেগুলো ছাড়া আর কোন প্রমাণীকরণ পদ্ধতি ও উপাদান নেই । কেননা অধ্যয়ন ও 
অভিজ্ঞতা থেকে জানা যায়, যে বিষয়ের ‘ইলম ও জ্ঞান মানুষের জন্য অধিক 
প্রয়োজন তার পথ ও পন্থা, উপায় ও উপকরণও সেই অনুপাতে আল্লাহ পাক 
সহজ ও ব্যাপক করে দেন । এজন্যই স্রষ্টার অস্তিত্ব ও একত্ব, নবুওয়তের সত্যতা 
ও অপরিহার্যতার প্রমাণ নিদর্শন এত অধিক এবং সেগুলো আয়ত্ত করার পথ ও 
পন্থাও এত প্রচুর । আসলে বেশীর ভাগ লোকেরই কালামশান্ত্রীয় যুক্তি-প্রমাণের 
প্রয়োজন পড়ে না। এমন লোকেরই সেগুলোর প্রয়োজন হয় যাদের অন্য কোন 
বিষয়ে জ্ঞান নেই কিংবা অন্য পথ ও পন্থাগুলো যারা এড়িয়ে চলে ।১ 


শ্রেণী বিশেষের উপকার 


অবশ্য ইমাম ইবনে তায়মিয়া (র) এ কথা স্বীকার করেন, মানসিক গঠন ও 
প্রকৃতিগত কারণে কালাম ও যুক্তিশাস্ত্রীয় প্রমাণীকরণ পদ্ধতিই কোন কোন 
লোকের জন্য অধিক উপযোগী ৷ এ ছাড়া তাদের সন্তোষ ও তৃপ্তি হয় না। তাই 
বলে এর অর্থ এ নয় যে, জ্ঞান ও প্রত্যয় লাভের পথ মাত্র এ একটিই, বরং এ 
হলো এক ধরনের * বৈকল্য' যা শিক্ষা, দীক্ষা, পরিবেশ ও বিশেষ মনস্তাত্বিক 
অবস্থার ফল। তিনি বলেন 8: 


কিছু লোকের বেলায় 'প্রমাণীকরণ' পদ্ধতি ও উপাদানগুলো যত সূক্ষ্ম, জটিল 
ও দীর্ঘ হয় ততই তা তৃপ্তি ও সন্তোষের কারণ হয়। কেননা সুক্ষ্ম ও জটিল 
চিন্তা-ভাবনার অতলে দীর্ঘ ডুব দেওয়া তাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে। 
তাই প্রমাণ ও যুক্তির উপাদান অল্প হলে কিংবা সহজ ও বোধগম্য হলে 
তাদের মন তাতে আশ্বস্ত ও সন্তুষ্ট হয় না। এদের বেলায় কালাম ও 
যুক্তিশান্ত্রীয় প্রমাণীকরণ পদ্ধতি প্রয়োগ করতে অবশ্য বাধা নেই। তবে 


১. আর-রাচ্দু "আলা ল-মানতিকিয়ীন, পৃ. ২৫৫। 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ২৪৩ 
এজন্য নয়, কাঙ্খিত ‘জ্ঞান ও প্রত্যয়'-এর ওপর তা নির্ভরশীল; বরং এ 
জন্যই যে, এটাই উপরিউক্ত শ্রেণীর মানসিক অবস্থার উপযোগী । কেননা 
সামান্য মেধার সাধারণ. লোকদের জ্ঞাত ও বোধগম্য কোন বিষয় এদের 
সামনে পেশ করা হলে এরা ধরেই নেয় যে, এটা গুরুত্ব পাওয়ার মত কোন 
কথা নয় কিংবা এর বুদ্ধিবৃত্তিক কোন মূল্য নেই। স্বভাবগত কারণেই এরা 
এমন জটিল ও সুক্ষ্ম যুক্তি-প্রমাণ জানতে চায় যার আনুষঙ্গিক উপাদান হবে 
দীর্ঘ ও প্রচুর । এদের জন্য অবশ্যই উপরিউক্ত পদ্ধতি প্রয়োগ করতে হবে। 
যুক্তি প্রয়োগের কুরআনী পদ্ধতি অধিক হৃদয়গ্রাহী ও বিশ্বাস উৎপাদক 
ইমাম ইবনে তায়মিয়া (র) তার বিভিন্ন রচনায় অকাট্যভাবে প্রমাণ করে 
দেখিয়েছেন, দীন ও শরীয়তের গায়েবী বিষয়সমূহ প্রমাণ করার ক্ষেত্রে কুরআনের 
“যুক্তি প্রয়োগ’ পদ্ধতি ও বর্ণনাভংগীই বলিষ্ঠতা ও হৃদয়গ্রাহিতার দিক থেকে 
সর্বোত্তম ও সর্বোৎকৃষ্ট । তিনি লিখেছেন ঃ 
এশ্বরিক বিষয়াবলী প্রমাণের জন্য দর্শন ও কালামশান্ত্রবিদদের উপস্থাপিত 
যুক্তি-প্রমাণের তুলনায় কুরআনী যুক্তিগুলোই অধিকতর পূর্ণাংগ, প্রাঞ্জল ও 
মর্মস্পর্শী । তদুপরি দর্শন ও কালামশাস্ত্রবিদদের বড় বড় ভুল-বিচ্যুতি থেকেও 
আল্লাহ্র কালাম চিরপবিত্র।১ 
অন্যত্র তিনি লিখেছেন ঃ 
আল্লাহ্‌র রবৃবিয়াত, ইলাহিয়াত, তাওহীদ, আল্লাহ্‌র 'ইল্ম, কুদরত, 
পুনরুথান ইত্যাদি এশী বিষয় প্রমাণ করার জন্য কুরআন যে সকল যুক্তি ও 
কিয়াস প্রয়োগ করেছে সেগুলোই হচ্ছে সর্বোত্তম “ইলম এবং মানুষের নফস 
ও আত্মার পূর্ণতা লাভের সর্বোৎকৃষ্ট উপায় ।২ 
আল্লাহর গুণাবলী ও সত্তা সম্পর্কে কুরআন ও দর্শনের মৌলিক পার্থক্য 
আল্লাহ্র যাত ও সিফাত তথা সত্তা ও গুণের বর্ণনায় কুরআন ও দর্শনের 
মৌলিক পার্থক্য নির্দেশ করে ইমাম ইবনে তায়মিয়া একটি সুক্ষ্ম তত্ব 
আলোচনা করেছেন। 
আল্লাহর সিফাত ও গুণাবলীর ক্ষেত্রে কুরআন সর্বদা বিস্তারিত বর্ণনার পথ 
গ্রহণ করেছে। পক্ষান্তরে নেতিবাচক ক্ষেত্রে শুধু তামছীল বা সাদৃশ্য 
অস্বীকার করেই ক্ষান্ত হয়েছে। যথা £ ৮. ৭1১৫ ১1 এটাই নবীদের 
পদ্ধতি অর্থাৎ ইতিবাচক ক্ষেত্রে "সম্প্রসারণ' ও নেতিবাচক ক্ষেত্রে 


১. আর-রাচ্দু 'আলা ল-মানতিকিয়ীন, পৃ. ৩২১। 
২. এ, পৃ. ১৫০। 


www.almodina.com 


২৪৪ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 


'সংকোচন'। পক্ষান্তরে প্রতিপক্ষের (গ্রীক দার্শনিকদের) নীতি হল, 
নেতিবাচক আলোচনায় তারা সর্বশক্তি ব্যয় করেন, অথচ ইতিবাচক দিকটি 
আলতোভাবে ছুঁয়ে যান শুধু ৷” 


সমগ্র জীবনের ওপর গুণাবলী অস্বীকারের প্রভাব 


সমগ্র গ্রীক গ্রন্থাগার ইমাম ইবনে তায়মিয়া (র)-র বক্তব্যের সত্যতা প্রমাণ 
করে। সিফাত ও গুণাবলীর না-বাচক আলোচনা গ্রীক দার্শনিকদের কাছে এত 
অধিক গুরুত্ব পেয়েছে যে, শাব্দিক অর্থেই আল্লাহ্‌ একটি নিক্রিয়, অক্ষম ও 
কাল্পনিক অস্তিত্বে পরিণত হয়েছেন। পক্ষান্তরে আল্লাহ্‌ কে? কী তার গুণাবলী? এ 
ধরনের ইতিবাচক আলোচনায় তাদের কাছে দু'চারটি অন্তঃসারশৃন্য ও দুর্বোধ্য 
দার্শনিক পরিভাষা ছাড়া কিছুই নেই । ফল এই দাড়িয়েছে যে, আল্লাহ্র সাথে 
গ্রীক দর্শনপূজারীদের প্রেমময় ও প্রাণবন্ত সম্পর্ক গড়ে উঠতে পারেনি কখনো। 
কেননা এমন সম্পর্কের জন্য আল্লাহর সিফাত ও গুণাবলীর উপস্থিতি একান্ত 
অপরিহার্য । অথচ দর্শন গৌ ধরেছে সেগুলো অস্বীকার করার। পৃথিবীর গোটা 
বুদ্ধিবৃত্তিক ইতিহাস প্রমাণ করে, যে সন্তার কর্ম ও গুণাবলী সম্পর্কে মানুষের 
কোন ধারণা নেই, তার সাথে তার হৃদয় ও আত্মার সম্পর্ক গড়ে উঠতে পারে না 
কখনো । কোন সত্তার সাথে ভয় ও প্রেম, আশা ও প্রত্যাশা এবং চাওয়া ও 
পাওয়ার সম্পর্কের জন্য সিফাত ও গুণাবলীর প্রয়োজনীয়তা অনস্থীকার্য, অথচ 
গ্রীক দর্শনে তা একেবারে অনুপস্থিত । ধর্ম ও মানব চরিত্র বিষয়ক 
ইতিহাসবিদদের মতে এ কারণেই আল্লাহ্‌ ও ধর্মের সাথে গ্রীকদের সম্পর্ক ছিল 
নামমাত্র ও ভাসা ভাসা । তাতে কোন প্রাণ ছিল না, ছিল না গভীর উত্তাপ ও 
নিবিড় উষ্ণতা । ইমাম ইবনে তায়মিয়া (র) সত্যই বলেছেন, লক্ষ “না'-একটি 
হা-এর সমকক্ষ হতে পারে না। বস্তুত নিছক 'নফী' বা 'না'-এর ওপর কখনো 
ধর্ম ও জীবনের সুউচ্চ ইমারত গড়ে উঠতে পারে না। সম্ভবত এ কারণেই 
পাশ্চাত্যে গ্রীক দর্শন এবং প্রাচ্যে বৌদ্ধ ধর্ম আল্লাহ্‌র ধারণা ও বিশ্বাসের ওপর 
একটি আদর্শ মানব সমাজ গড়ে তুলতে মর্মীন্তিকভাবে ব্যর্থ হয়েছে । ফলে এ দুই 
দর্শন দ্বারা প্রভাবিত সমাজের একটিতে মূর্তিপূজা এবং অন্যটিতে নাস্তিকতা এত 
সন্তর্পণে এমন জীকিয়ে বসতে পেরেছে । কেননা প্রেম ও ইবাদতের স্বভাব চাহিদা 
ও আবেগের অধিকারী সাধারণ মানুষের মন এমন দর্শনে কিছুতেই সন্তুষ্ট ও তৃপ্ত 
হাতে পারে না যেখানে সবটুকু মনোযোগ নিয়োজিত হয় বুদ্ধিবৃত্তিক চর্চা ও 
দর্শন-বিলাসিতায়, যে দর্শনের কোন ভূমিকা নেই হৃদয় ও আত্মাকে প্রেম ও 
মুহব্বত এবং ভাব ও মা'রিফতের পষ্টিকর খাদ্য সরবরাহের ক্ষেত্রে । 


নি বা-নুবতহাতি, পৃ, ১৫৩ 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ২৪৫ 
সাহাবা কিরাম (রা.)-এর বৈশিষ্ট্য 
ইমাম ইবনে তায়মিয়া (র)-র মতে, কুরআন ও দর্শনের এ গুণগত 
পার্থক্যের কারণেই নবুওয়তের ছায়ায় ও নবী-সানিধ্যে দীক্ষাপ্রাপ্ত সাহাবায়ে 
কিরাম (রা.) যে 'ইল্ম ও মা'রিফাত হাসিল করেছিলেন ব্যাপকতায়, পূর্ণতায় ও 
প্রত্যয়ের গভীরতায় তা ছিল তুলনাহীন। তাকান্ুফ ও কৃত্রিমতার নাম-গন্ধ ছিল 
না তাতে । সাহাবায়ে কেরামের সাথে পরবর্তীকালের দর্শন ও কালামশাস্ত্র 
প্রভাবিত লোকদের তুলনা করে ইমাম সাহেব লিখেছেন £ 
Sle! ৮১1৯১057৮55 4845 Ul ৬০০ ০১৯০ ৮০৮৯০ 
+১১৯। ০০ ১১০৪ GSS Ll JG Le ১৮৮৪৩ Lal ৮০ wlll 
891:4১:111285 15:4511৯1),১৯518545117551915-84501 5 2918) 
1১১১ ০৯৯৪ ১১2৪ ও Yl ১৯৯ ৮৪441 তন ০০1৯3 
০1১31 ২০১১) 0৯৯৬]। 55 ০০৬৬ ৮০ Sb SUSI ৩৯ 
টিন 
উত্তম ইলম ও উত্তম আমলের বিচারে সর্বোত্তম হওয়া সত্ত্বেও সাহাবা-ই 
কিরাম (রা) তাকাল্লুফ ও বাহ্যিকতা দোষ থেকে মুক্ত ও পবিত্র ছিলেন। 
একজন সাহাবীর মুখ থেকে হিকমত ও মারিফাতের এক-দু"টি শব্দ বের 
হতো আর তার বরকতে একেকটি জনপদের হিদায়াতের ফয়সালা হয়ে 
যেত। “উম্মতে মুহাম্মদীর জন্য এটা আল্লাহ্‌ পাকের বিরাট নিয়ামত । 
পক্ষান্তরে অন্য লোকেরা কৃত্রিম ও অন্তঃসারশূন্য কথা দিয়ে পৃষ্ঠার পর পৃষ্ঠা 
ভরে ফেলে, যা অপ্রয়োজনীয় আলোচনা ও নবউদ্ভাবিত মতামতের সমষ্টি 
ছাড়া আর কিছু নয়।১ 


ইসলামী বিশ্বে গ্রীক যুক্তিবাদের যাদুকরী প্রভাব 

যুক্তিনির্ভর ও বস্তুনিষ্ঠ বিশদ সমালোচনার মাধ্যমে গ্রীক দর্শনের 
ক্রুটি-বিচ্যুতি ও অন্তঃসারশূন্যতা প্রমাণ করার পর ইমাম ইবনে তায়মিয়া (র) 
বহু কীর্তিত গ্রীক যুক্তিবাদের সমালোচনায়ও অবতীর্ণ হয়েছেন পূর্ণ সাহসিকতা ও 
আত্মপ্রত্যয়ের সাথে। মুসলিম মনীষীদের ওপর মান্তিক ও যুক্তিবাদের প্রভাব 
দর্শনশান্ত্রের চেয়ে বেশী বই কম ছিল না। এমন একটা ধারণা বদ্ধমূল ছিল, 
যুক্তিবাদ হলো আগাগোড়া বুদ্ধি দ্বারা সুনিয়ন্ত্রিত, নির্ভুল ও বিশুদ্ধ একটি শাস্ত্র যা 
সত্য-মিথ্যা নির্ধারণের একটা নির্ভরযোগ্য মাধ্যম ৷ সাইয়েদ কুরতবীর বর্ণনা 
মতে, তৃতীয় শতকেই যুক্তিশাস্ত্ের গ্রন্থসমূহ ব্যাপক প্রসার লাভ করে। পঞ্চম 


১. নাকযু'ল-মানতিক, পু. ১১৪ 


www.almodina.com 


২৪৬ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 
শতকে ইমাম গাযালী (র)-ও যুক্তিশান্ত্রকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বলেছেন £ঃ এ 
হচ্ছে যে কোন শাস্ত্রীয় জ্ঞান লাভের পূর্ব শর্ত, এমন কি তিনি তার আলোড়ন 
সৃষ্টিকারী গ্রন্থ ৮৪..০....1।-এর এক স্থানে এতদূর পর্যন্ত বলেছেন ঃ 
২৮১ ১৪ ৮৫ ১৯১ ০৯১৮+৫ ৫১৮11 বিলি ভা 
- ১০| 4০১1 
মানতিক হলো যাবতীয় ‘ইলমের পূর্বশর্ত। এ শাস্ত্রে যার পর্যাপ্ত দখল নেই 
তার 'ইলমেরও কোন আস্থাযোগ্যতা নেই ।? 
অন্যত্র তিনি লিখেছেন ঃ 
(62 ১১৮১ ০৮৮41 ১1১০। ৮১০ 51০ ৮৯১১৫৩০0০৪৮ Ll 
০১১ 1১1১১১1১ ০৮৯১৮৮৮০১৮ লিও ৩ ০৪ ০৮1৮৯ ৮5 
Ls 4111) ০১১-০১। ৩১৮ ২০৯৬০ ৮০৮ 91 lilly lll 
- El 424১ ০১৪ 
যুক্তিশান্ত্রীয় নিয়ম ও সূত্রসমূহের অধিকাংশই নিখুঁত ও নির্ভুল । খুঁত ও ক্রটি 
তাতে খুবই বিরল । গ্রীক যুক্তিবাদীদের সাথে হক্কানী “আলিমদের বিরোধ 
মূলত পারিভাষিক ও গৌণ, মৌলিক ও উদ্দেশ্যগত কোন বিরোধ নেই। 
কেননা এ শাস্ত্রের উদ্দেশ্য হলো প্রমাণ ও যুক্তি প্রয়োগের কর্মকাণ্ডকে 
'ক্রটিমুক্তকরণ' ৷ আর এ বিষয়ে সকল চিন্তানায়কই একমত ।২ 
সপ্তম শতকের সুপ্রসিদ্ধ দার্শনিক ইবনে রুশদের মানতিক প্রীতি এমন 
মাত্রাতিরিক্ত ছিল যে, তার ধারণায় এটা হলো মানবীয় সৌভাগ্যের উৎস ও 
সত্যের মাপকাঠি । এ মাধ্যমকে উপেক্ষা করে হাকীকত ও *সত্যের' নাগাল 
পাওয়া সম্ভব নয় । ইবনে রুশদের জীবনীকারের ভাষায় 8 
ssa ১৯৮০০ ৭51 Lc Jy sh) ৬৮৮১০ ৮৬৫১০ ০৮৩ 
81১13413১0১ 44৯০ ০০৮৪১:/০১৪। Sdn 01৩ ০১৪৭ 
(4411 1০১ 35511 ২3-১৪-1511 Jagd! ৮৪ ২8541 ১১৮) 44০০ 
_:3১। Lai ২04) ০১৬ এ Talal 
এ্যারিস্টটলীয় যুক্তিবাদের তিনি অন্ধ প্রেমিক ছিলেন । তার মতে, মানতিক ও 
যুক্তিবাদ হলো মানবীয় সৌভাগ্যের উৎস। কোন মানুষের সৌভাগ্যের 
পরিমাণ নির্ধারণ করতে হলে দেখতে হবে, যুক্তিশান্ত্র সম্পর্কে কি পরিমাণ 


১. আল-মুস্তাসফা, প্রথম খণ্ড, পৃ. ১০। 
২. এ, পৃ. ৩। 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ২৪৭ 
জ্ঞান তার আছে। এ এমন এক মাধ্যম ও উপকরণ যা “সত্যে উপনীত 
হওয়ার দুরূহ পথকে সহজ করে দেয় । আর সত্যের নাগাল পাওয়া সাধারণ 
“লোকের তো বটেই, অনেক বিশিষ্ট লোকের ভাগ্যেও জোটে না।১ 
মুসলিম মনীষীরা গ্রীক যুক্তিশান্ত্র কৃতার্থ চিত্তে গ্রহণ করেছিলেন এবং শাস্ত্রের 
প্রতিটি মূলনীতি, নিয়ম ও সূত্র দ্বারা দারুণভাবে প্রভাবিত ছিলেন। দর্শনশাস্ত্রের 
সমালোচনা ও কাটা-ছেঁড়ার কাজ মাঝে মাঝে বিরতি দিয়ে হলেও কিছু না কিছু 
চলে আসছিল । কিন্তু আমাদের জানা মতে স্বতন্ত্রভাবে গ্রীক যুক্তিবাদের 
বুদ্ধিবৃত্তিক সমালোচনা ও বিচার-বিশ্লেষণের প্রয়োজনীয়তা কেউ বড় একটা 
উপলব্ধি করেন নি। ফলে এ বিষয়ে তথ্যসমৃদ্ধ ও বিশদ আলোচনাপূর্ণ কোন 
গ্রন্থের খোজ পাওয়া যায় না। 
যুক্তিজাত জ্ঞানের মানদণ্ড 

ইবনে তায়মিয়া (র)-ই প্রথম ব্যক্তি যিনি যুক্তিশাস্ত্রকে স্বতন্ত্র বিষয় বস্তু 
রূপে গ্রহণ করেন এবং স্বাধীন ও সংস্কারমুক্ত মন নিয়ে মুজতাহিদসুলভ 
সমালোচনা ও বিচার-বিশ্লেষণের দুরূহ দায়িত্ব আঞ্জাম দেন। এ বিষয়ে তার 
সংক্ষিপ্ত রচনাকর্ম হলো ৮:11 ১৯) এবং পূর্ণাংগ ও বিশদ রচনাকর্ম হলো 
৩৯৪৮-১। ০ ১১|।। শেষোক্ত গ্রন্থে তিনি একাডেমিক ও শাস্ত্রীয় পর্যায়ে 
মানতিকের বিভিন্ন দিক নিয়ে বিশদ আলোচনা২ করে দেখিয়েছেন, মুসলিম 
মনীষীরা শাস্ত্রটিকে যতটা গুরুত্ব দিয়েছেন এবং যতটা নির্ভুল ও দৃঢ়মূল ধরে 
নিয়েছেন ততটা এর প্রাপ্য নয়। ইমাম ইবনে তায়মিয়া (র) এ কথা মেনে নিতে 
মোটেই রাজি নন, যুক্তিবিদ্যাই হচ্ছে আকল ও বুদ্ধিজাত 'ইলমসমূহের 
বিশুদ্ধতার মাপকাঠি এবং নির্ভুল যুক্তি প্রয়োগ, সিদ্ধান্ত আহরণ ও নিশ্চিত জ্ঞান 
অর্জনের একমাত্র পথ । তিনি বলেন ঃ 

যুক্তিবিদ্যাকে এরা আকল ও বুদ্ধিজাত জ্ঞানের মানদণ্ড মনে করে। তাদের 
মতে ছন্দবিদ্যা যেমন কাব্য বিষয়ের মাপকাঠি, ব্যাকরণশান্ত্র যেমন ভাষাগত 
বিশুদ্ধতার রক্ষাকবচ এবং জ্যোতির্বিদ্যার যন্ত্রপাতি যেমন নির্ভুল সময় নির্ধারণের 
মাধ্যম, তেমনি যুক্তিশান্ত্রের নিয়ম ও সূত্রসমূহ যথাযথ অনুসরণের মাধ্যমেই 
চিন্তাশক্তিকে চিন্তাগত ভ্রান্তি থেকে রক্ষা করা সম্ভব ৷ 
১. তাবীজ ফালাসাফাতি 'ল-ইসলাম, কৃত মুহাম্মদ লুতফী জুম'আ, পূ. ১২০-১২১। 


২. সম্প্রতি বইটি মাতবা' কায়্যিমা থেকে ছেপে এসেছে । এর ভূমিকা লিখেছেন মাওলানা সায়াদ 
সুলায়মান নদভী । বইটির কলেবর ৫৪৫ পৃষ্ঠা, শান্ত্রবিশারদদের বইটি অবশ্যই পড়া দরকার 


www.almodina.com 


২৪৮ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 

এ দাবী বাস্তবানুগ নয়। কেননা আল্লাহ্‌ পাক আদম সন্তানের স্বভাবে যে 
বোধশক্তি গচ্ছিত রেখেছেন তার সাহায্যেই সে বুদ্ধিজাত ‘ইলম ও জ্ঞান হাসিল 
করতে পারে । মানুষের তৈরী মানদণ্ডের ওপর তা নির্ভরশীল হতে পারে না। 
আরবী ভাষায় বিশুদ্ধতা রক্ষার জন্য 'অনুকরণ' ছাড়া উপায় নেই । কেননা এটা 
একটা জাতির নিজস্ব অভ্যাসের বিষয় যা সম্পূর্ণ শ্রবণ নির্ভর । সুতরাং সে 
নিয়ম-কানুনগুলো জানার একমাত্র মাধ্যম হলো “ইসতিকরা' (সার্বিক অনুসন্ধান) । 
কিন্তু আকল ও বুদ্ধিজাত “ইলমের ক্ষেত্রে কারো তাকলীদ বা অন্ধ অনুগমন চলে 
না। অনুরূপভাবে মাপ, ওজন, সংখ্যা কৃষ্টি ইত্যাদির ক্ষেত্রে মানদণ্ডের ইত্যাদির 
প্রয়োজন । গ্রীকশাস্ত্র উদ্ভাবনের পূর্বেও দুনিয়ার বিভিন্ন জাতি “বস্তু'-সমূহের 
'হাকীকত বা মূল সত্য' সম্পর্কে জ্ঞান অর্জন করত। এমন কি আলোচ্য শাস্ত্র 
উদ্ভাবনের পরও অধিকাংশ জাতি নিজস্ব পদ্ধতিতেই তা করে আসছে এবং 
দুনিয়ার বিভিন্ন জাতির অধিকাংশ জ্ঞানজীবীই “মূল সত্য" সম্পর্কে জ্ঞান লাভের 
জন্য এ্যারিস্টটল প্রণীত 'নিয়ম ও সূত্র" শেখার প্রয়োজন বোধ করেন না। 
নিজেদের অবস্থা তলিয়ে দেখলে এরাও নিশ্চিত বুঝতে পারবেন, উক্ত 
মানব-প্রণীত শাস্ত্র ছাড়াই এরা হাকীকতসমূহের জ্ঞান অর্জন করে আসছে।১ 


যুক্তিশাস্ত্রীয় সংজ্ঞাসমূহের খুঁত ও ত্রুটি 

ইমাম ইবনে তায়মিয়া (র) যুক্তিবাদীদের এ, দাবীও মানতে রাজি নন, 
বিভিন্ন বিষয় ও বস্তুর যুক্তিশাস্্র প্রদত্ত সংজ্ঞা ও পরিচয়সমূহ শাস্ত্রীয় দৃষ্টিকোণ 
থেকে এমন নিখুঁত ও সর্বাংগীন যে, সে সম্পর্কে আপত্তি উ্থাপনের কোন 
অবকাশই নেই । ইমাম সাহেবের ভাষায় £ 


11১4 ১৬৪৯৯)। ৪7৬১] 035 23 al ০৮৮৬৪1১০৮০৩ 
২৯১১০ ১১৪১ ১ ২2৮৯1 ভ৯ 0০। ১১৮৯৭ ৩০ AES Luly 
all ৩১৮৮1) ০৯০৮৪৬১১১৯৯ ১৪১৯১ ৮১৮13 AU 
৮০১৯০ ২। ১১০১৪ 4154 ০5413 410 ৮11 ASH Stl 42541 
HL ১৬4 ৬১5১3 ৩৮০৭। ১১৪৪ ৮৪১ ২1 ৮৮০৩ sl 
Lass Lae 181০৯ ২৪ :$ ০৮58 ২:৮৮ ০০৪৪৭) 4883৩5৪৯115 
451 152১1 Sly 4১51511০৪3৮) hal! ৯ Hl ০$৯1। 5581১ ৭১৪ 
‘Fis ০০। 


১. আর-রাদ্দু *আলা'ল-মানতিকিয়ীন, পূ. ২৭-২৮ 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ২৪৯ 
যুক্তিবাদীরা যুক্তিশাস্ত্রীয় সংজ্ঞাসমূহের মহিমা কীর্তনে বড় তৎপর । নিজেদের 
তারা শাস্ত্রজ্ঞ বলে জাহির করে। তাদের দাবী হলো, যুক্তিবাদ বহির্ভূত 
'আলিমদের সংজ্ঞাসমূহ নিছক শব্দসর্বস্ব । ফলে তা যুক্তিবাদীদের 
সংজ্ঞাসমূহের ন্যায় হাকীকত ও মাহিয়াতের (মূল সত্য ও সত্তার) জ্ঞান দান 
করে না। বস্তুত যুক্তিবাদীরা বড় দীর্ঘ ও দুর্গম পথে চলতে এবং কৃত্রিম ও 
ভয়ানক বাক্য বিস্তার করতে বেশ অভ্যস্ত । কিন্তু তাতে অযথা কাজে সময়ের 
অপচয়, মস্তিষ্কের ক্লান্তি ও প্রলাপোক্তির মাধ্যমে পান্তিত্যের মিথ্যা দম্ভ প্রকাশ 
ছাড়া আর কোন সার্থকতা নেই; বরং সেগুলো বিভ্রান্তি ও মূর্খতা বিস্তারের 
মাধ্যমে হৃদয়ে মুনাফিকীর জন্য দেয়, যদিও তাদের দাবী মতে এগুলো 
মা'রিফত ও সত্য উদ্ঘাটনের বুনিয়াদ ।৯ 
খাজনার চেয়ে বাজনা বেশী 

ইমাম ইবনে তায়মিয়া (র) প্রমাণ করেছেন, গ্রীক যুক্তিবিদ্যা মানুষকে দিয়ে 
পাহাড় কেটে “তিনকা' বের করে আনার পগুশ্রমই শুধু করায় । নাকযু'ল-মানতিক 
গ্রন্থে তিনি লিখেছেন ঃ 

এটা সুস্পষ্ট, বাস্তব জ্ঞানহীন চরমপন্থ্ীরাই শুধু যুক্তিশান্ত্রের অপরিহার্যতার 
দাবীদার হতে পারে । খোদ যুক্তিবাদীরাও তো অন্যান্য শাস্ত্র চর্চার ক্ষেত্রে 
যুক্তিবাদের নিয়ম ও সূত্রগুলো রক্ষা করেন না, বরং দীর্ঘসৃত্রিতা, অর্থহীনতা, 
ক্রটিপূর্ণতা, সংক্ষিপ্ততা ও দুর্বোধ্যতার কারণে তা এড়িয়ে যান। যুক্তিশান্ত্রের 
কয়েকটি বিষয় তো রীতিমত পাহাড় কেটে তিনকা বের করে আনার শামিল ।২ 


ভাষায় ও চিন্তায় যুক্তিবাদের প্রভাব 

ইমাম ইবনে তায়মিয়া (র)-র মতে যুক্তিবাদের একটি বড় ক্ষতি হল এই 
যে, তাতে স্বভাবের সজীবতা, চিন্তার স্বচ্ছতা ও ভাষার স্বতঃস্ফুর্ততা 
আশংকাজনকভাবে বাধাগ্রস্ত হয় । তাই অতিমাত্রায় যুক্তিবাদীদের চিন্তা ও রচনায় 
এক ধরনের দুর্বোধ্যতা, জটিলতা ও বক্রতা পরিলক্ষিত হয় । পরবর্তী যুগে রচিত 
শাস্ত্রীয় “মূল গ্রন্থ' ও পাঠ্যপুস্তকগুলো এ দাবীর সত্যতার সুস্পষ্ট প্রমাণ । ইমাম 
সাহেবের ভাষায় ঃ 
১৮০১ ৮১০ Ml ০১৮ LE ০৮00 5085 ৭13 ও 
০৯৯০১ ৮১০ ১23 Al ১৩৯৪৩ EU Al প্রিলি 
৯৪১৪০ | (১০ oil AAD idl 3৮১) ১৮৯০৪) ৬11 ৮51 

_ 411) 

১. আর-রাদ্দু "আলা'ল-মানতিকিয়ীন, পূ. ৩১। 
২. নাকযু'ল-মানতিক, পূ. ১৫৫ 


www.almodina.com 


২৫০ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 
গোড়া থেকেই মুসলিম মনীষীরা যুক্তিবাদীদের কর্মধারার প্রতিবাদে দ্বর্থহীন 
ভাষায় বলে আসছেন, তাদের রচনা ও রসনা স্বতওঃক্ফুর্ততা হারিয়ে জড়তা গ্রস্ত 
এবং চিন্তাশক্তি স্বাভাবিক গতি হারিয়ে রুদ্ধ হয়ে পড়ে । মোটকথা, যুক্তিবাদ 
চিন্তা ও ভাষার উৎকর্ষ সাধন ও শক্তি জোগানের চেয়ে তাকে ক্ষতিগ্রস্তই 
করে বেশী ।১ 


অন্যত্র তিনি লিখেছেন ঃ 


259751513145115৩ ৯৮51 Ely sai JRA ৩৬০৮০13। 
«SLAs Jill ১০৬৯০ OS ৮৯০০৬ ডে ০০৬০০1৬০৬৪৯] 
(০1০ wll Sal ০৮ ১৬৯৩ ৭ SO Shall Jal ২১৮০৪ ৮০৫ 
|১। ৮১5১ see JS ১1১1311১৮55 1০৬৮৯০7৯১25 ০৪০৩ 
ASG ০৬ ০৬৮ ৮১ Jal ০৬০ এও ১011 ভাত ১৪ 
4৯3 ১৪১ ৮৮৮ ৩০ দৈ৮০13411 ০৮৯৪৩ ol ০৮১৪ ly +8০০৮০৪ 
45১১৮ 1 ১১ ৮2 4441 ৮8৮5 Al bial ০০ €1১। ৬৪ 115 
বুদ্ধি ও চিন্তাধারায় ব্যাপ্তি ঘটলে ভাষা ও রচনায়ও সে ব্যান্তির ছাপ পড়ে। 
পক্ষান্তরে বুদ্ধি ও চিন্তাধারায় সংকীর্ণ তা দেখা দিলে মনে হবে ভাষা ও 
চিন্তাগত দিক থেকেও যেন সে রুদ্ধ হয়ে পড়েছে, গ্রীক 
যুক্তিশান্ত্র-প্রেমিকদের বেলায় সাধারণত যেমন হয়ে থাকে। তুমি নিজেই 
দেখতে পাবে, জ্ঞান ও ভাষা এবং চিন্তা ও প্রকাশের দিক থেকে তারাই 
সর্বাধিক দুর্বল ও সংকীর্ণতাগ্রস্ত॥ এজন্যই তাদের হুশিয়ার লোকেরাও 
অন্যান্য শাস্ত্র চর্চার ক্ষেত্রে যুক্তিবাদের পাল্লায় পড়ে দীর্ঘসুত্রিতা, দুর্বোধ্যতা ও 
জটিলতার দোষে দুষ্ট হয়ে পড়েন। বড় জোর জ্ঞাত বিষয়কে পুনরায় বর্ণনা 
করা এবং স্পষ্ট বিষয়কে অধিকতর স্পষ্ট করার কৃতিতৃটুকু তারা পেতে 
পারেন । যুক্তিবাদের অপপ্রভাবে তাদের চিন্তা ও মেধা এবং ভাষা ও রচনা 
তালাবদ্ধ হয়ে পড়ে । কখনো-বা সংশয়বাদ ও বস্তুর 'সত্য' অস্বীকার করার 
বাতিকগ্রস্ত হয়ে পড়ে । যুক্তিবাদীদের পথ যারা এড়িয়ে চলে তারাই শুধু এ 
বাতিক থেকে বেঁচে থাকতে পারে ।২ 


১. আর-রাচ্দছু 'আলা'ল-মানতিকিয়্টান, ১৯৪ প্‌. ৷ 
১. আর-রাদ্দু 'আলা'ল-মানতিকিয়ীন, ১৬৭ পু. । 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ২৫১ 
কিছু ব্যতিক্রম 
ইমাম ইবনে তায়মিয়া (র)-র দৃষ্টিপথে এমন কিছু ব্যক্তিতুও রয়েছেন গ্রীক 
শান্ত্র-চর্চায় শীর্ষ মর্যাদা লাভ করা সত্তেও যারা প্রাঞ্জল, সাবলীল ও প্রাণবন্ত রচনার 
কারণে উচ্চ স্তরের সাহিত্যিক স্বীকৃতি আদায় করে নিয়েছেন। যেমন, দর্শন ও 
যুক্তিবাদের দিকপাল ইবনে সীনার কাসীদাগুলোকে উচ্চাঙ্গ আরবীর উত্তম নমুনা 
মনে করা হয়, এমন কি তার অন্যান্য রচনাতেও আরবী ভাষার সুষমা ও 
অলংকার সৌন্দর্যের অপূর্ব সমাবেশ ঘটেছে, যা গ্রীক শান্ত্রসেবীদের রচনাবলীতে 
বড় একটা নজরে পড়ে না। ইবনে তায়মিয়া (র)-র মতে, এটা মূলত ইসলামী 
সাহিত্যের সাথে নিবিড় সম্পর্ক এবং ইসলামী শান্ত্রসমূহের সাথে ঘনিষ্ঠ সংযোগ 
রক্ষার বরকত ও সুফল । ইবনে সীনার বৈচিত্র্যপূর্ণ জীবন ও ঘটনাবলী এ ধারণার 
সত্যতাই প্রমাণ করে । ইবনে তায়মিয়া (র)-র ভাষায় ঃ 
০১৮১ ৬ ১৯ ৮৮5৪ ৭2 ১৩৩ 4৯৮৯৪ LN ৮৯৮১ ভা ১১৩ ৩০ 
MH sie ১০ ৩১৯১৫ ৩০ ১১১০ ali ১১৪৪৬ li ml 094 
৩১ 4৮4০ ৮৮০ ০০৪1৬ 4৬/০০ ২০০ Yall 
Elly ic 45০৪ 43৮৩ dic SST call 
ইবনে সীনা প্রমুখ দার্শনিকদের রচনাবলীতে যে অলংকার ও সৌকর্য 
পরিলক্ষিত হয় সেটা মূলত মুসলিম মনীষা ও সাহিত্য থেকে রসদ 
সংগ্রহেরই সুফল । তিনিও যদি পূর্বসূরীদের পথ ধরে চলতেন এবং মুসলিম 
মনীষীদের কাছ থেকে কিছুই না শিখতেন তাহলে তার চিন্তা ও সাহিত্যও 
পূর্বসূরীদের মতই সংকীর্ণ ও জরাধস্ত হয়ে পড়ত।৯ 


মান্তিক সম্পর্কে সামগ্রিক মন্তব্য 
বিস্তৃত সমালোচনা ও পর্যালোচনার পর যুক্তিবাদ সম্পর্কে ইমাম ইবনে 
তায়মিয়া (র)-র সামগ্রিক মন্তব্য তার নিজের ভাষায়-ই শুনুন 8 
৩৩ 
1৯১৮৯৬4৪১১১ bl 49 ১৯৩ | ২৯3১০ 
যুক্তিবাদের যতটুকু অংশ বিশুদ্ধ ও উপকারী তা স্বভাবজাত ৷ সুতরাং বিশুদ্ধ 
স্বভাবের অধিকারী ব্যক্তির তা শেখার প্রয়োজন নেই। পক্ষান্তরে প্রয়োজনীয় 
অংশটুকুর সুফলও শুধু এই যে, শান্ত্রকারদের পরিভাষা, তাদের প্রমাণীকরণ 
পদ্ধতি কিংবা তাদের ক্রটি-বিচ্যুতি সম্পর্কে অবগতি লাভ ঘটে ।২ 


১. আর-রাদ্দু 'আলা'ল-মানতিকয়ীন, ১৯৯ প্‌. । 
২. প্রাগুক্ত, ২০১ পৃ. । 


www.almodina.com 


২৫২ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 
অন্যত্র তিনি লিখেছেন £ 
৩১) 4211 0৯৪3৮১59211 hill ৩) 8151 ৮১১1১ ০০০৫ ৬ 
- DAO MY 
সব সময়ই আমার বিশ্বাস ছিল, ধীমানদের জন্য গ্রীক যুক্তিবিদ্যার কোন 


প্রয়োজন নেই । পক্ষান্তরে বুদ্ধিবঞ্চিত ব্যক্তিরা তা থেকে কোন উপকার লাভ 
করতে পারবে না।৯ 


যুক্তিবিদ্যার প্রাপ্য স্থান ও মর্যাদা 

গ্রীক যুক্তিবাদ সম্পর্কে ইমাম ইবনে তায়মিয়া (র)-র সমালোচনায় কিছুটা 
অতিরঞ্জন ও প্রান্তিকতার ছাপ আছে সন্দেহ নেই। কিন্তু পঞ্চম শতকের পর 
থেকে গোটা মুসলিম জাহানে গ্রীক যুক্তিবাদ যে যাদুকরী প্রভাব বিস্তার করেছিল 
এবং চিন্তা ও মস্তিষ্ক যুক্তিবাদরূপী দেবতার সামনে যেভাবে প্রণত হয়ে পড়েছিল 
তাতে বড় ধরনের ফাটল ধরানোর জন্য এমন মারমুখী সমালোচনারই প্রয়োজন 
ছিল। আমাদের শিক্ষাঙ্গন ও মাদ্রাসা মহলে যুক্তিবাদের প্রতি কেন অনুরাগ ও 
সংবেদনশীলতা বিদ্যমান ছিল তা বুঝতে হলে আমাদের মনে রাখতে হবে, 
যাবতীয় জ্ঞান, প্রজ্ঞা, স্বভাব, মেধা ও প্রতিভা সত্তেও যুক্তিবিদ্যায় সনদ নেই এমন 
ব্যক্তিকে মূর্খ ও নির্বোধ মনে করা হতো। দর্শন ও যুক্তিবাদ সুদীর্ঘ কাল ধরে 
ভারতবর্ষে মেধা ও প্রজ্ঞার শান্ত্রূপে পরিচিত ছিল। এ ধরনের অতিরঞ্জন ও 
অতিভক্তির প্রতিক্রিয়াও অত্যন্ত তীব্র হওয়া ছিল খুবই স্বাভাবিক । কেননা তীব্র 
প্রতিক্রিয়ার পথ ধরেই একটি ভারসাম্যপূর্ণ মতামত ও দৃষ্টিভঙ্গির উন্মেষ ঘটতে 
পারে এবং সেটাই ছিল ইমাম ইবনে তায়মিয়া (র)-র উদ্দেশ্য । তাই এত কড়া 
সমালোচনার পরও আমরা তাকে বলতে শুনি, চিন্তার ব্যায়াম ও বুদ্ধি-চর্চার 
মাধ্যমে যুক্তিবিদ্যা মানুষের মেধা ও বোধকে ধারালো করতে যথেষ্ট সাহায্য 
করে। এতে কোন সন্দেহ নেই এবং শান্ত্রটাকে এ পর্যন্তই সীমাবদ্ধ রাখা হলে 
ক্ষোভ কিংবা আপত্তিরও কোন অবকাশ নেই । ইমাম সাহেবের ভাষায় ঃ 
4242০১০৪৯১4 ৪১৬০ 4১৪৭৭। ১১1৮ Ao ০০৪ ৮০3 
১৪১১ ০৮১৮১৮৮৭০১১ ০৮১ ১০৮৯৪7111৬৪ হও 
॥ ১10৪ ৪৪ ০11১ ৪০ 013 ০5০13 া৯১৭। I JS 

- ৮১৯৬৯ Lain lids 
এটা ঠিক যে, জটিল শান্ত্রসমূহের অধ্যয়ন মেধাকে বিকশিত ও পরিপকূ করে 
এবং জ্ঞান আহরণে শক্তি যোগায় । যেমন তীরন্দাধী ও অশ্ব চালনার 


তরী; 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ২৫৩ 


অনুশীলনের ফলে নিশানা পাকা হয় এবং অশ্বারোহণ সহজ হয় । আর 

যুদ্ধকালীন ছাড়াও মানুষ এগুলো অভ্যাস করে। এটা অবশ্যই মহৎ 

উদ্দেশ্য।১ 

কিন্তু অতি উৎসাহীরা এ শাস্ত্রকে যেভাবে মাধ্যমের পরিবর্তে উদ্দেশ্যের 
আসনে বসিয়েছে এবং “ইলমের সহায়ক থেকে মূল ইলমের মর্যাদায় আসীন 
করেছে তাতে অন্তর্দৃষ্টিসম্পন্ন ও ইনসাফপ্রিয় যে কোন ব্যক্তি দ্বিমত পোষণ করতে 
বাধ্য হবে। 


দীন ও ইলাহ সংক্রান্ত তত্ব ও “সত্য' বর্ণনায় যুক্তিবাদের দৈন্য 
দর্শন ও যুক্তিবাদ সম্পর্কে গোড়া থেকেই একটি অতিরঞ্জিত মনোভাব কাজ 
করছে। অর্থাৎ বুদ্ধিজাত “ইলমের ন্যায় দীন ও ইলাহ সংক্রান্ত ‘ইলমের ক্ষেত্রেও 
শান্্দ্ধয়ের নিয়ম ও সূত্রগুলোকেও চূড়ান্ত মানদণ্ডের মর্যাদা দেওয়া হচ্ছে। মুসলিম 
মনীষীদের এ বুদ্ধিবৃত্তিক পদশ্থলন ইমাম ইবনে তায়মিয়া (র)-র নজর এড়ায় 
নি। বেশ জোরালো ভাষায় এ আত্মঘাতী মনোভাবের প্রতিবাদ জানিয়ে তিনি 
বলছেন ঃ যুক্তিবাদকে বিচারকের মর্যাদা দাও, আপত্তি নেই। কিন্তু একটা নির্দিষ্ট 
গণ্ডীতে তাকে অবশ্যই আবদ্ধ রাখতে হবে । দীনী তত্ত্ব ও সত্যকেও উক্ত মানদণ্ডে 
যাচাই করার অর্থ হলো লোহা ও পাথর মাপার দীড়িপাল্লা দিয়ে সোনা-চাদি 
মাপার নির্বুদ্ধিতা প্রদর্শন । নাকযু'ল-মানতিক গ্রন্থে তিনি লিখেছেন ঃ 
এটাতো স্বীকৃত সত্য যে, কাঠ, সীসা ও পাথর মাপার দীড়িপাল্লা দিয়ে সোনা 
চাদি মাপা সম্ভব নয়। অর্থ ব্যবস্থায় সোনা-চাদির যে মূল্য ও গুরুত্ব, সকল 
জাগতিক. ‘ইলমের তুলনায় নবীদের বর্ণিত গায়েবী তত্ত্ব ও সত্যের মূল্য ও 
গুরুত্ব তার চেয়ে বহু গুণ বেশী । তোমাদের উত্তাবিত যুক্তিবাদ সেগুলোর 
সত্যাসত্য নির্ধারণের মাপকাঠি হতে পারে না। কেননা এ দীড়িপাল্লায় 
অজ্ঞতা ও অবিচার উভয় দোষ বিদ্যমান অর্থাৎ দীনী ও গায়েবী বিষয়গুলোর 
ওজন তথা মর্যাদা ও প্রকৃতি সম্পর্কে যুক্তিবাদীরা সম্পূর্ণ অজ্ঞ । সুতরাং 
সেগুলোর হাকীকত বর্ণনা করার যোগ্যতা তাদের নেই । অন্য দিকে সত্য 
প্রমাণিত হওয়ার পরও তা স্বীকার করে নিতে তারা অভ্যস্ত নয়৷ সুতরাং 
তারা অবিচারক, অথচ এ এমন এক সত্য, মানুষের কাছে যার কোন বিকল্প 
নেই এবং মানব জাতির সৌভাগ্য ও সফলতা যার ওপর নির্ভরশীল 1৯ 


১. আর-রাদ্দু “আলা'ল-মানভিকিয়ীন, প ২৫৫ 
১ নাকযু'ল-মানতিক, পা. ১১৪ 


www.almodina.com 


২৫৪ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 

নবম শতকের স্বভাব-শুদ্ধ ‘আলিম ও সমালোচক "আল্লামা ইবনে খালদুনের 
একটি উদ্ধৃতি এখানে পেশ করা আশা করি অসংগত হবে না। কেননা তার 
উদ্ধৃতিতেও. একই ভাব ও বক্তব্য বিধৃত হয়েছে। এ থেকে প্রমাণিত হয়, 
স্বভাবশুদ্ধতার কারণেই দুনিয়ার বিভিন্ন অঞ্চলে ও বিভিন্ন সময়ের মানুষও অভিন্ন 
সত্যে উপনীত হতে পারে এবং তাদের চিন্তা-চেতনায় পূর্ণ সাদৃশ্য সৃষ্টি হতে 
পারে। দেখুন না, ইমাম ইবনে তায়মিয়ার মত “আল্লামা ইবনে খালদুনও ‘আকল 
ও বুদ্ধির সীমাবদ্ধতা ও দীনী ও গায়েবী তত্ব ও সত্য অনুধাবনে আকলের 
অক্ষমতার কথা কেমন সুন্দরভাবে তুলে ধরেছেন তার এক লেখায় ঃ 


‘আকল একটি নির্ভুল নিক্তি। সুতরাং তার সিদ্ধান্তগুলো সুনিশ্চিত সত্য । 
ভুলের কোন অবকাশ নেই তাতে । কিন্তু এ নিক্তিগুলো তুমি যদি তাওহীদ, 
আখেরাত, নবুওত এবং আল্লাহ্‌ ও তার সিফাতসহ আকল ও বুদ্ধি-উ্ধ্ব তত্ব 
ও সত্যগুলো মাপতে চাও তাহলে হবে তা পওুশ্রম। যেমন, সোনা মাপার 
নিক্তি দেখে কারো সেটা ভারি পছন্দ হলো আর অমনি তার মগজে সেটা 
দিয়ে পাথর মাপার আগ্রহ চাপল । আগ্রহের আতিশয্যে একবারও সে ভাবল 
না ব্যাপারটা কত অসম্ভব! এতে কিন্তু নিক্তির বিশুদ্ধতায় কোন হেরফের হয় 
না। কেননা সব কিছুরই সামর্থ্যের একটা সীমা আছে। তদ্রপ 'আকলের 
কর্মক্ষমতারও একটা সীমা আছে যা সে কোন অবস্থাতেই অতিক্রম করে 
যেতে পারে না। আল্লাহ্র যাত ও সিফাত তথা গুণ ও সত্তাকে ‘আকল বেষ্টন 
করতে পারে না। কেননা আকল হচ্ছে আল্লাহ্‌র বিশাল সৃষ্টি জগতের একটি 
ক্ষুদ্র কণামাত্র।১ 


যুক্তিবাদের বিশদ শাস্ত্রীয় সমালোচনা এবং ইবনে তায়মিয়া (র)-র 
ইজতিহাদ ও সংযোজন 

যুক্তিবাদের বিরুদ্ধে কিছু মৌলিক আপত্তি উত্থাপন ও সংক্ষিপ্ত 
সমালোচনা করেই ইমাম ইবনে তায়মিয়া (র) ক্ষান্ত হননি বরং একজন 
মুজতাহিদের দৃষ্টিতে গোটা শাস্ত্রের আগাগোড়া বিচার-বিশ্লেষণ ও বিশদ 
সমালোচনা-পর্যালোচনার এতিহাসিক দায়িত্বও তিনি আঞ্জাম দিয়েছেন অত্যন্ত 
সাহসিকতার সাথে । শাস্ত্রের বহু স্বীকৃত উসূল ও সূত্রের ভ্রান্তি প্রমাণকল্পে তিনি 
নিরেট শাস্ত্রীয় দৃষ্টিকোণ থেকে অত্যন্ত যুক্তিনির্ভর ও সারগর্ভ আলোচনা করেছেন 
এবং বিভিন্ন সংজ্ঞার খুঁত ও দুর্বলতা তুলে ধরে নিখুঁত ও সর্বাংগীন বিকল্প সংজ্ঞা 
পেশ করেছেন৷ সেই সাথে বহু কাযিয়া ও তার বিন্যাস সম্পর্কে দ্বিমত প্রকাশ 
করেছেন। সর্বোপরি গ্যারিস্টটলীয় যুক্তিবাদের মূল ভিত্তি কিয়াস (যুক্তিভিত্তিক 


১. মুকাদ্দিমা ইবনে খালদুন, ৪ ৭৩ পৃষ্ঠা ৷ 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ২৫৫ 
সিদ্ধান্ত গ্রহণ প্রণালী)-এর তুলনায় ইসতিকরা তথা সার্বিক অনুসন্ধানভিত্তিক 
সিদ্ধান্ত গ্রহণ প্রণালীর শ্রেষ্ঠত্ব দাবী করে তিনি বলেছেন, জ্ঞান ও প্রত্যয় লাভের 
এটা হচ্ছে সহজ, স্বাভাবিক ও নিরাপদ পন্থা। দর্শন ও যুক্তিশান্ত্রে নতুন সৃষ্টি ও 
সংযোজন তখন অসম্ভব মনে করা হতো । কিন্তু উভয় শাস্ত্রে বেশ কিছু নতুন 
ধারণা ও মতবাদ সংযোজনের মাধ্যমে ইমাম ইবনে তায়মিয়া (র) প্রমাণ 
করেছেন, মানবরচিত শাস্ত্রে শেষ কথা বলে কিছু নেই। মাওলানা সায়্যিদ 
সুলায়মান নদভী মরহুম “আর-রাদ্দু 'আলা'ল-মানতিকিয়ীন' গ্রন্থের ভূমিকায় 
ইমাম সাহেবের এ অনন্য কীর্তি আলোচনা প্রসংগে লিখেছেন $ 

গভীর মনোযোগ ও অনুসন্ধিৎসা নিয়ে বইটি পড়লে দর্শন ও যুক্তিশাস্ত্ 

ধক্রান্ত এমন কিছু আলোচনা আপনি পাবেন ইমাম ইবনে তায়মিয়া (র)-র 
নিজস্ব উদ্ভাবন ও আধুনিক পাশ্চাত্য দার্শনিকদের গবেষণা ও মতবাদের 
সাথে যেগুলো পূর্ণ সংগতিপূর্ণ । যেমন, মুসলিম যুক্তিবাদীরা এ্যারিস্টটলের 
অনুকরণে বরাবর দাবী করে এসেছেন, ১15 (বিধি ও সূত্রসমষ্টি)-ই হলো 
জ্ঞান ও প্রত্যয় লাভের বুনিয়াদ! *। ১৪২... (অনুসন্ধান প্রণালী)*নয় । ফলে 
কোন কোন ইংরেজ লেখক সুপ্রসিদ্ধ ইংরেজ যুক্তিবাদী মিল (?)-কেই 
“ইসতিক্রা' প্রণালীর আধুনিক যুক্তিবিদ্যার ভিত্তি স্থাপনকারী বলে দাবী 
করেছেন, অথচ মিল-এর জন্মের কয়েক শ' বছর আগেই ইমাম ইবনে 
তায়মিয়া (র) ইসতিকরা-এর পক্ষে জোরালো যুক্তি পেশ করে গেছেন। 


বুদ্ধিজাত জ্ঞানের ক্ষেত্রে অনুকরণ বৈধ নয় 

ইমাম ইবনে তায়মিয়া (র) অনুভব করলেন, তার বিরোধিতা ও 
সমালোচনার জবাবে প্রতিপক্ষ হয়ত বলবে, কয়েক প্রজন্মের শ্রেষ্ঠ মেধা ও 
প্রতিভার সম্মিলিত ও নিরবচ্ছিন্ন সাধনা ও পরিশ্রমের ফলে সুপ্রাচীন গ্রীক শান্ত 
ক্রমান্বয়ে আজ উৎকর্ষ ও পূর্ণতার এমন পর্যায়ে এসে পৌছেছে, ভুল-ক্রুটির 
আশংকা তাতে নেই বললেই চলে । সুতরাং পরবর্তীদের আপত্তি ও সমালোচনার 
অর্থ বুদ্ধিবৃত্তিক দুঃসাহস ও সময়ের অপচয় ছাড়া আর কিছু নয়। কিন্ত ইমাম 
ইবনে তায়মিয়া (র) এ ধরনের হীনমন্যতাকে প্রশ্রয় দিতে রাজি নন। সুস্পষ্ট 
ভাষায় তাই তিনি বলে দিয়েছেন, যেহেতু গ্রীকশান্ত্র নিছক বুদ্ধিজাত শান্ত্র এবং 
যেহেতু ব্যাপক অধ্যয়ন ও চিন্তা-গবেষণাই এগুলোর ভিত্তি, সেহেতু অন্ধ 
অনুকরণের কোন অবকাশ এখানে নেই । খোদ শান্ত্রকাররাও তাদের শান্ত্রকে ওহী 
বা অন্য কোন এঁশী সৃত্রযোগে লোকপ্রাপ্ত বলে দাবী করেন নি। তাদের মতেও 
আকল ও বুদ্ধিই হচ্ছে আলোচ্য শান্ত্রসমূহের উৎস। সুতরাং দেশ-কাল 
নির্বিশেষে সকল চিন্তা-নায়কেরই অধিকার আছে সমালোচনার কষ্টি পাথরে 


www.almodina.com 


২৫৬ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 
সেগুলোর ভুল-শুদ্ধ পরখ করে দেখার এবং পূর্ববর্তীদের কোন সিদ্ধান্ত 
বুদ্ধিবিরোধী মনে হলে নির্দিধায় তা প্রত্যাখ্যান করার। //০ ১১|। 
৩৯৪৮-১/।-এর এক স্থানে তিনি কতিপয় দিকপাল যুক্তিবাদীর নিোক্ত মন্তব্য 
উল্লেখ করেছেন $ 
এ এমনই পরীক্ষিত শাস্ত্র যা হাযার বছর ধরে শ্রেষ্ঠ মেধা ও প্রতিভার সযতু 
অনুশীলন ও পরিশীলনে গড়ে উঠেছে এবং প্রতি যুগের জ্ঞানী-গুণীরা তা 
গ্রহণ করে এসেছেন। 
অতঃপর এ মন্তব্যের গ্রহণযোগ্যতা নাকচ করে দিয়ে ইমাম সাহেব 
লিখেছেন ঃ 
৮৫১ ৮] 442০ 42415 ৯1511 sip. DHS yl | 2 
১১ ০/৪৮। ১১২০১1০৮০13 45৮1 55182 Jb ৮৯৮০০ ও ১৬ 
৬1০ eral Jill ১1১৮৬১১৯। ০১৪০1১১। ৮৯৩ 145583 43 
১১১ ৮০ ৮4১1 1৬০১1 ols, ১৪1 ৮০ Jb ৩১০৯৮ 
Alls SE অলি ৬৯৯৮ Iie ১৮ ৬০ 48০৯৯ অলী ১৪ 
-৮১৯২। ০3৮11 2 
তাদের দাবী না হয় মেনে নেয়া গেল। কিন্তু শাস্তরগুলো যে নিছক বুদ্ধিজাত 
তাতে তো কারো দ্বিমত নেই । তাহলে এ সকল ক্ষেত্রে বুদ্ধি প্রয়োগের 
পরিবর্তে অনুকরণের বৈধতা কোথায়? সুতরাং কারো উদ্ধৃতি ও মতামতের 
সাহায্যে নয়, বরং বুদ্ধি ও যুক্তির আলোকেই আলোচনা চলবে এবং 
সত্য-মিথ্যার মীমাংসা হবে অর্থাৎ সুস্পষ্ট কোন যুক্তি শাস্ত্রীয় সুত্র-সিদ্ধাত্তকে 
যদি ভ্রান্ত প্রমাণিত করে তাহলে কোন অজুহাতেই বুদ্ধির দাবীকে অগ্রাহ্য 
করা যাবে না। কেননা খোদ যুক্তিবাদীরাও দাবী করেন নি যে, অপরিহার্য 
আনুগত্যের অধিকারী কোন ব্যক্তির মাধ্যমে এ শাস্ত্র প্রাপ্ত । তারাও স্বীকার 
করেন, বুদ্ধিই হচ্ছে আলোচ্য শাস্ত্রের উৎস। সুতরাং মুক্তবুদ্ধির যাবতীয় 
সিদ্ধান্ত দ্বিধাহীন চিন্তে মেনে নেয়াই হবে জরুরী ।১ 


মুসলিম জাহানে বুদ্ধিজাত জ্ঞান-চর্ায় স্থবিরতা ও ইবনে তায়মিয়ার কর্মের গুরুত্ব 

ইবনে তায়মিয়া (র) ঠিকই বলেছেন, বুদ্ধিজাত শাস্ত্রকে বাধ্যতামুলক- 
ভাবেই বুদ্ধির গন্তীতে অবস্থান করতে হবে. উদ্ধৃতিনির্ভর হওয়া চলবে না 
“ স্থৃতেই ৷ কিন্তু ইসলামী জাহানের শিক্ষা ও বুদ্ধিবৃত্তির অঙ্গনে এমনই অবক্ষয় ও 


১. ' ম্ালা'ল-মানতিকিয়ীন, পৃষ্ঠা ২০৮ 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ২৫৭ 
স্থবিরতা দেখা দিল যে, মুসলিম মেধা সৃষ্টিধর্মী কাজ ছেড়ে দিয়ে উচ্ছিষ্ট ভোজনে 
মেতে উঠল । দর্শন ও যুক্তিবাদীদের অবস্থাও ভিন্ন ছিল না। পূর্বসূরীদের রচনা ও 
গবেষণা কর্মের ব্যাখ্যা ও ভাষ্য দানই তাদের দৃষ্টিতে ছিল শ্রেষ্ঠ কৃতিত্ব । ফলে 
বুদ্ধিনির্তর শাস্ত্র পরিণত হলো উদ্ধৃতিনির্ভর শাস্ত্রে। পূর্বসূরীদের ভাব ও বক্তব্য 
সবচে' কম শব্দে পরিবেশন করতে পারাই ছিল উত্তরসুরিদের জ্ঞানের শেষ দৌড় । 
মোটকথা, প্রাচ্যের সেই চরম অবক্ষয়ের যুগে দর্শন ও যুক্তিশান্ত্রে ইজতিহাদ ও 
নব সংযোজন তথা সৃষ্টিধর্মী অবদানের দ্বার রুদ্ধ হয়ে গিয়েছিল। কিন্তু 
ইউরোপের অবস্থা ছিল ভিন্ন । ইবনে সীনা, ইবনে রুশদ প্রমুখ মুসলিম মনীষাদের 
মাধ্যমে গ্রীক দর্শন ও যুক্তিশাস্ত্রের এশ্বর্য-ভাপ্তার লাভ করার পর কিছুদিন তারা তা 
নিয়েই সন্তুষ্ট ছিল। কিন্তু যথাসময়ে স্বাধীন পরীক্ষা-নিরীক্ষা ও গবেষণা কর্মে 
তারা ঝাপিয়ে পড়ল । ফলে গ্রীক দর্শন ও যুক্তিশাস্ত্রের চেহারাই পাল্টে গেল। 
কিয়াস (যুক্তি প্রণালী)-এর পরিবর্তে ইস্তিকরা (অনুসন্ধানভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ 
প্রণালী)-এর ওপর যুক্তিবিদ্যার বুনিয়াদ রাখা হলো । সর্বোপরি জীবন যুদ্ধের সাথে 
প্রায় সম্পর্কহীন অতিপ্রাকৃতিক বিজ্ঞান ও ঈশ্বরতত্তের চেয়ে প্রকৃতি বিজ্ঞানই 
সর্বাধিক গুরুত্ব পেল। এই চিন্তা-বিপ্রব শুধু কেবল ইউরোপকে নয়, গোটা মানব 
সভ্যতাকেই বিপুলভাবে প্রভাবিত করল। পক্ষান্তরে আমাদের প্রাচীনপন্থী 
বুদ্ধিজীবী মহল ও বিদ্যাপীঠগুলো প্রাচ্যের গ্রীক শান্ত্রসেবীদের রচিত ব্যাখ্যা 
ও টীকা গ্রন্থসমূহ এমনভাবে আকড়ে থাকল যে, চিন্তা-গবেষণার জগতে সেটাই 
যেন শেষ কথা! এমন পরিবেশে গ্রীক দর্শন ও যুক্তিশান্ত্রে ইমাম ইবনে তায়মিয়া 
(র)-র ইজতিহাদ, স্বাধীন সমালোচনা ও বুদ্ধিবৃত্তিক পর্যালোচনা ইতিহাসের 
গতিপথে নিঃসন্দেহে একটি মাইল ফলকের মর্যাদা লাভ করেছে এবং ইজতিহাদ 
ও গবেষণার এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। 


সাধক (২য়)-১৭ 


www.almodina.com 


অষ্টম অধ্যায় 
বাতিল ধর্ম ফেরকাগুলোর আকীদা-বিশ্বাসের মুকাবিলা 


প্রায় সকল বাতিল মাযহাব ও ফেরকার বিরুদ্ধেই ইমাম ইবনে তায়মিয়া 
(র) খড়গহস্ত ছিলেন। তাদের ভ্রান্ত ‘আকীদা ও মতবাদের বিরুদ্ধে বুদ্ধিবৃত্তিক 
জিহাদ ও মসিযুদ্ধেই কেটেছে তার জীবনের শ্রেষ্ঠ অংশ। বস্তুত তীর 
রচনা-সমগ্রের খুব কম অংশই এমন পাওয়া যাবে যাতে কালামশাস্ত্রীয় আলোচনা 
ও তার্কিক পর্যালোচনা নেই । তবে এখানে আমরা খ্রিস্ট ধর্ম ও শিয়া মতবাদের 
বিরুদ্ধে ইমাম ইবনে তায়মিয়া (র)-র কলম যুদ্ধের কথাই শুধু আলোচনা করতে 
চাই । কেননা এ উভয় ধর্ম ও মতবাদের বিরুদ্ধে তিনি স্বতন্ত্র দু'টি আলোড়ন 
সৃষ্টিকারী গ্রন্থ” রেখে গেছেন। তদুপরি উভয়ের মাঝে একটি সূক্ষ্ম যোগসূত্রও 
বিদ্যমান রয়েছে অর্থাৎ উভয় দলই অতিরঞ্জিত প্রেমের মহড়া দিতে গিয়ে 
নিজেদের গোমরাহী ডেকে এনেছে। সেদিকে ইঙ্গিত করেই রসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু 
“আলায়হি ওয়া সাল্লাম হযরত আলী (রা)-কে সম্বোধন করে বলেছিলেন £ 

-৮৯৮৯০৪ Je > LES ০১৪ এও 
দু'টি দল তোমাকে কেন্দ্র করে হালাক হবে । একদল হবে তোমার প্রতি 
অতিমাত্রায় প্রেম প্রদর্শনকারী আর অন্যদল হবে বিদ্বেষ পোষণকারী । 


সর্বোপরি ইবনে তায়মিয়া (র)-র যুগে এ দু'টি ধর্ম ও মতবাদই শুধু জীবন্ত 
ও শক্তিশালী আন্দোলনরূপে সক্রিয় ছিল। সম্ভবত এ কারণেই ইমাম ইবনে 
তায়মিয়া (র) উভয়ের বিরুদ্ধে স্বতন্ত্রভাবে কলম ধরেছিলেন। 


১. প্রথম গ্রন্থটি হলো ০--.|| ১১ ১১ ০ 2০০০] ২১। ৯৯ এতে খ্ৰিষ্ট ধর্মের স্বরূপ 


উদ্ঘাটন করা হয়েছে । আর দ্বিতীয়টি হলো ৮১৫ ৮৮৯৪১ ALL 0৮৬০ 
২ ১১৪1। ) ২৯_১]| এটি মূল শিয়া মতবাদ খণ্ডনের উদ্দেশো রচিত । 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ২৫৯ 
খ্রিস্ট ধর্ম খণ্ডন 


মুসলিম জাহানে খ্বিস্টবাদের নতুন আন্দোলন 

মুসলিম উম্মাহর রাজনৈতিক অধঃপতনের সুযোগে বিভিন্ন অঞ্চলের বাতিল 
ধর্ম ও মতবাদগুলো নতুন করে মাথা চাড়া দিয়ে উঠল। এর মধ্যে বৃহত্তম 
সংখ্যালঘু ধর্ম হিসাবে খ্রিন্টবাদই সবচেয়ে বেশী সাহস ও কর্মতৎপরতা প্রদর্শন 
করল। মিসর ও সিরিয়াসহ বিভিন্ন মুসলিম অঞ্চলে খ্রিস্টানরা বিপুল সংখ্যায় 
বিদ্যমান ছিল। সেই সাথে তাদের রাষ্ট্র শক্তি ছিল সিরিয়ার সীমান্ত সংলগ্ন । 
হিজরী পঞ্চম শতকের শেষ ভাগে সিরিয়া ও ফিলিস্তীন অঞ্চলে ইতিহাসখ্যাত 
ক্রুসেড নামে ইউরোপীয়দের সশস্ত্র হামলার এসব যুদ্ধে সিরিয়ার বিস্তীর্ণ অঞ্চল 
মুসলমানদের হাতছাড়া হয়ে গেল। ফলে সুদীর্ঘ নব্বই বছর ধরে বায়তুল 
মুকাদ্দাসের ওপর খ্রিস্টান শক্তির দখল ও খবরদারী কায়েম ছিল। হিত্তীন যুদ্ধে 
খ্রিস্টান বাহিনীকে পর্যুদস্ত করে বায়তুল মুকাদ্দাস পুনরুদ্ধার করলেও সিরিয়ার 
উপকূলে একটি খ্রিস্টান সীমান্ত রাজ্য বহাল তবিয়তে বিদ্যমান ছিল। সিরিয়াকে 
তারা পুনরায় খ্রিস্টবাদ ও ক্রুসেডের ছায়াতলে ফিরিয়ে আনার খা'ব দেখতে শুরু 
করেছিল। তাতারী হামলা একদিকে মুসলিম শক্তিকে আধমরা করে ফেলেছিল। 
অন্যদিকে ধ্রিস্টবাদীদের মরা দেহে নতুন প্রাণ সঞ্চার করেছিল । ফলে 
মুসলমানদের বিরুদ্ধে নতুন উদ্যমে তারা জেগে উঠল । এ সিরিজের প্রথম খণ্ডে 
আমরা বলে এসেছি, ৬৫৮ খ্রিস্টাব্দে তাতারীদের দামিশৃক বিজয়ের মুহুর্তে 
খ্রিস্টান অধিবাসীরা হানাদার বাহিনীকে স্বতঃস্ফূর্তভাবে স্বাগত জানিয়েছিল । 
মুল্যবান উপহার-উপটৌকন নিয়ে তাদের বরণ করেছিল, এমন কি ক্রুসেড মাথায় 
নিয়ে মিছিল করে সদন্ত শ্লোগান দিয়েছিল ঃ প্রভু যিশুর ধর্ম বিজয়ী হলো ৷” 


০৯ .০|| ১1১৯৭ - গ্ৰন্থ প্রণয়ন 

খ্রিস্টান পাদ্রীরা মুসলিম আলিমদের সাথে ধর্মালোচনা কালে খ্রিস্টবাদের 
শ্রেষ্ঠত্ব প্রমাণকল্লে বিভিন্ন প্রশ্ন উথথাপন করত । আর মুসলিম আলিমগণ সেগুলোর 
জবাব দেয়ার সাথে সাথে খ্রিস্ট ধর্মের ভুল-বিচ্যুতিগুলো তুলে ধরতেন। এই 
ধারাবাহিকতার এক পর্যায়ে সাইপ্রাসের খ্রিষ্টান পাদ্রীদের লেখা একটি বিতর্ক গ্রন্থ 
সিরিয়ায় এসে পৌছল । তাতে যুক্তি ও উদ্ধৃতি উভয়ের সাহায্যে খ্রিস্ট ধর্মের 
*আকীদা-বিশ্বাসগুলোর সারবস্তা প্রমাণের অপচেষ্টা চালানো হয়েছিল, এমন কি 
সীমাহীন ধৃষ্টতার সাথে এ দাবীও করা, হয়েছিল যে, মুহাম্মদ (সা) আরবের নবী, 
বিশ্বের নবী নন: আরব জাতির জন্যই তিনি প্রেরিত হয়েছিলেন । সুতরাং খ্রিস্টান 


১. বিস্তারিত জানতে হলে পড়ন সংগ্রামী সাধকদের ইতিহাস, প্রথম খণ্ড। 


www.almodina.com 


২৬০ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 
তথা অন্য জাতির জন্য তার ওপর ঈমান আনা জরুরী নয় । দামেশকের ধর্মীয় ও 
সুধী মহলে সম্ভবত বইটি বেশ গুরুত্ব লাভ করেছিল । খ্রিস্টান পাদ্রীদের এ 
অমার্জনীয় ধৃষ্টতার সমুচিত জবাব দেওয়ার জন্য এমন এক ব্যক্তিত্বের প্রয়োজন 
ছিল, দর্শন, কালাম ও সকল বাতিল মতবাদ সম্পর্কে গভীর প্রজ্ঞা ও পাণ্ডিত্যের 
সাথে সাথে বাইবেল ও খ্রিস্টবাদের ক্রমবিবর্তনের ইতিহাসও যার নখদর্পণে 
রয়েছে। এ দৃষ্টিকোণ থেকে ইমাম ইবনে তায়মিয়া (র)-ই ছিলেন যোগ্যতম 
ব্যক্তি। সবার অনুরোধে তাই তিনি কলম ধরলেন এবং ০ ৮৯ .০| ১1৯ 
৮১৮1 ০2১ এ নামে চার খণ্ডের বিশাল কলেবরের এমন আলোড়ন 
সৃষ্টিকারী জওয়াব লিখলেন যা যথার্থভাবেই আলোচ্য বিষয়ে এক সমৃদ্ধ 
বিশ্বকোষের মর্যাদা লাভ করেছে এবং ইমাম সাহেবের রচনাসমগ্রেও বিশিষ্ট স্থান 
অধিকার করে আছে।১ 

বস্তুত ইমাম ইবনে তায়মিয়া (র)-র এ মূল্যবান গবেষণা গ্রন্থ বিভিন্ন ধর্মগ্রন্থ 
সম্পর্কে তার চিন্তার স্বচ্ছতা, দৃষ্টির গভীরতা এবং জ্ঞান ও অধ্যয়নের ব্যাপকতার 
এক উজ্জ্বল প্রমাণ । ইমাম সাহেব তার লেখায় ইসলামের পক্ষ সমর্থন ও সাফাই 
পেশ করেই ক্ষান্ত হননি, বরং খ্রিস্ট ধর্মের ভিত্তিমূলেও কার্যকর হামলা 
চালিয়েছেন। নবুওয়তে মুহাম্মদীর সত্যতা ও সার্বজনীনতা প্রমাণের জন্য 
কালামশান্ত্র ও বিতর্কবিদ্যার প্রাচীন ও গতানুগতিক যুক্তি-প্রমাণের পরিবর্তে এমন 
অভিনব যুক্তি-প্রমাণ তিনি পেশ করেছেন যা অধিক হৃদয়গ্রাহী ও ঈমান-উদ্দীপক । 
কোন সত্যসন্ধানী মানুষের পক্ষেই অতঃপর ইসলামের সত্যতা স্বীকার না করে 
উপায় নেই। সর্বোপরি খ্রিস্ট ধর্মের ইতিহাস ও কালামশাস্ত্র, খ্রিস্ট ধর্ম-পণ্তিতদের 
জটিল ও দুর্বোধ্য বক্তব্য এবং শেষ নবীর সুসংবাদ ও ভবিষ্যদ্বাণীসমূহের এত বড় 
ভাণ্ডার তিনি গড়ে তুলেছেন যে, বিরাট একটা গ্রন্থাগার চষে ফেলা ছাড়া তা 
সংগ্রহ করা কিছুতেই সম্ভব নয়। সুপ্রসিদ্ধ মিসরীয় পণ্ডিত শায়খ মুহাম্মদ আবু 
যুহরা যথার্থ মন্তব্য করেছেন ঃ 


৯১3 ০1১৯1) ALS ৩১1 42৮56 ৮5181 59054411158 913 
wll ll এন জা খলীশিতিট SELL ১2৮৯ ১৮৯৩ 
- SJE ০১০১৩৬/1৩ ১৪১০৯) ৮5315 


১. ১৩৯৫ পৃষ্ঠার এই বইটি ১৩২২ হিজরী, মুতাবিক ১৯০৫ খু. শায়খ ফরজুল্লাহ বাকী কুরদী ও 
শায়খ মোস্তফা দামেশক-এর তত্ত্রাবধানে মিসর থেকে প্রকাশিত হয়েছে । 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ২৬১ 


ইমাম ইবনে তায়মিয়া (র)-র বিতর্ক বিষয়ক গ্রন্থসমূহের মধ্যে এটিই হচ্ছে 

সবচে’ নম্র ও প্রশান্ত গ্রন্থ । আর এই একটিমাত্র গ্রন্থই কর্মবীর ‘আলিম, 

মুজাহিদ, ইমাম ও অমর চিন্তানায়কদের পুণ্য তালিকার শীর্ষে তার স্থান 

লাভের জন্য যথেষ্ট ।১ 

এখন আমরা বিভিন্ন উদ্ধৃতির সাহায্যে আলোচ্য গ্রন্থের এমন সার-সংক্ষেপ 
পেশ করব যাতে ইমাম সাহেবের চিন্তা ও গবেষণার সারমর্ম পাঠক হৃদয়ংগম 
করতে পারেন। 


খ্রিস্ট ধর্মে রোমীয় প্রতিমা পূজার অনুপ্রবেশ 


যে সকল মুসলিম লেখক গবেষক খ্রিস্ট ধর্মের বিরুদ্ধে কলম ধরেছেন 
তাদের অধিকাংশ খোদ খ্রিস্ট ধর্মের ইতিহাস সম্পর্কেই ছিলেন বেখবর। ফলে 
খ্রিস্ট ধর্মকে তারা মৌলিকভাবে “ঈসা (আ)-এর ওপর অবতীর্ণ আসমানী ধর্ম 
বলে ভুল করে বসেছিলেন । এভাবে খ্রিস্ট ধর্ম তাদের চোখে এমন মর্যাদা লাভ 
করেছিল যা তার মোটেই প্রাপ্য ছিল না। পক্ষান্তরে খ্রিস্ট ধর্মের ইতিহাস, 
ক্রমবিকাশ ও বিবর্তনের ওপর ইমাম ইবনে তায়মিয়া (র)-র গভীর দৃষ্টি থাকার 
কারণে এ সত্য তার অজানা ছিল না যে, খ্রিস্ট ধর্ম হযরত “ঈসা (আ)-এর শিক্ষা 
ও গ্রীক-রোমকদের শিরকী “আকীদা- বিশ্বাস ও প্রতিমা-তত্বের জগাখিচুড়ি ছাড়া 
আর কিছু নয়। এই স্বচ্ছ ইতিহাস জ্ঞানের কারণেই সমসাময়িক খ্রিস্ট ধর্মের 
বিরুদ্ধে অন্য সমালোচকদের তুলনায় এমন নির্ভীক সাহসিকতার সাথে কলম 
ধরা তার পক্ষে সম্ভব হয়েছিল । তিনি লিখেছেন £$ 


রোমক ও গ্রীক জাতি প্রতিমাপূজক মুশরিক ছিল। উর্ধ্ব জাগতিক ও 
অধঃজাগতিক প্রতিমা-প্রতিকৃতির তারা পূজা করত। হযরত "ঈসা (আ) 
তাদের কাছে আল্লাহ্‌র বাণী পৌছানোর দায়িত্ব দিয়ে শিষ্যদেরকে সেসব 
দেশে পাঠালেন । শিষ্যদের অনেকে ঈসা (আ)-এর জীবদ্দশাতেই নির্দেশিত 
এলাকায় চলে গিয়েছিলেন । আবার কেউ কেউ গিয়েছিলেন উর্ধ্বাকাশে তার 
অন্তর্ধানের পর। প্রেরিত শিষ্যরা মূর্তিপূজকদেরকে আল্লাহ্‌র পথে ডাকলেন । 
সে ডাকে সাড়া দিয়ে কিছু কিছু লোক আল্লাহ্‌র ধর্ম গ্রহণ করল এবং বেশ 
কিছুদিন সত্যের পথে অবিচল থাকল । পরে শয়তান তাদের কারো কারো 
অন্তরে হযরত "ঈসা (আ)-এর দীনকে বিকৃত করার মন্ত্রণা দিল। এদের 
হাতেই হযরত “ঈসা (আ)-এর শিক্ষা মুশরিকদের “আকীদা-বিশ্বাসের 
সংমিশ্রণে এক নতুন ধর্মের গোড়া পত্তন হলো 1২ 

১. আল-জওয়াব, খণ্ড ১, পৃষ্ঠা ১৮। 

১. ইবনে তায়মিয়া, পৃ. ৫৯৯। 


www.almodina.com 


২৬২ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 
অন্যত্র লিখেছেন ৪ 


নবীদের তাওহীদবাদী ধর্ম ও মুশরিকদের প্রতিমাবাদী ধর্ম । এ দু'টি (সম্পূর্ণ 
বিপরীতমুখী) ধর্মের মিশ্রণে খ্রিস্ট ধর্মের অনুসারীরা তৃতীয় একটি ধর্মের 
গোড়া পত্তন করল । এ নতুন ধর্মের কিছু অংশ হলো নবীদের থেকে প্রাপ্ত 
শিক্ষা আর বাকী অংশ হলো মুশরিকদের কাছ থেকে সংক্রামিত ‘আকীদা ও 
বিশ্বাস। এভাবে তাদের হাতেই +১৮৪। বা 'ব্রি-সত্তা' শব্দটির সৃষ্টি হয়। 
নবীদের বাণী ও বক্তব্যে এ উদ্ভট ধারণার চিহুমাত্র খুঁজে পাওয়া যায় না। 
অনুরূপভাবে তারা আকৃতি ও কায়াবিশিষ্ট প্রতিমার স্থলে নিরাকার ও 
কায়াহীন প্রতিমা সৃষ্টি করে নিল। সেই সাথে চাদ, সূর্য ও তারকামুখী হয়ে 
নামায পড়া এবং বসন্তকালীন রোযা রাখার প্রচলন ঘটাল, যাতে শরীয়তের 
সাথে প্রকৃতির একটা যোগসূত্র সৃষ্টি হয়। 


বর্তমান ধ্রিস্টধর্ম কনস্টান্টাইনের আমলে গড়া 
আরো এক ধাপ এগিয়ে ইমাম ইবনে তায়মিয়া (র) দাবী করেন, খ্রিস্ট 
ধর্মের প্রথম যুগে পলের হাতেই এ ধর্মটির প্রাথমিক পরিবর্তন ও বিকৃতি 
ঘটেছিল । দ্বিতীয় বড় ধরনের পরিবর্তন ও বিকৃতি ঘটেছে চতুর্থ শতকের সুপ্রসিদ্ধ 
রোমক সম্রাট কনস্টান্টাইনের আমলে ৷ তিনি ছিলেন প্রথম খ্রিস্টান রাষ্ট্রশক্তির 
স্থপতি । ইমাম ইবনে তায়মিয়া (র) লিখেছেন £ 
পোপ ও ধর্মনেতাদের হাতে খ্রিস্ট ধর্মের 'আকীদা-বিশ্বাস ও বিধান প্রণয়নের 
কাজ চলতে থাকে । ক্রমে সম্রাট কনস্টান্টাইনের আমলে তিন শত আঠার 
জন প্রতিনিধির সম্মেলনে খ্রিস্ট ধর্মের সেই এঁতিহাসিক “আইনপত্র' রচিত 
হয় এবং বিভিন্ন ফেরকা ও উপদল তা অনুমোদন করে। কিন্তু আরযুসীসহ 
কিছু সংখ্যক বিরোধী ধর্মনেতা দলীল রচয়িতাদের অভিশম্পাত করে বেরিয়ে 
আসেন। উক্ত আইনপত্রে এমন সব বিধান স্থান পেয়েছিল যার সাথে 
আসমানী কিতাবের কোন সম্পর্কই নেই বরং সেগুলো আগাগোড়া সকল 
আসমানী কিতাব ও জ্ঞান-বুদ্ধির সুস্পষ্ট বিরোধী । 


অন্যত্র তিনি লিখেছেন ৪ 
এই ধর্মীয় সমঝোতা সৃষ্টির ক্ষেত্রে তারা হযরত “ঈসা (আ)-সহ সকল নবী 
ও রসূলের পথ ও পন্থা থেকে সরে এসে সম্পূর্ণ নতুন এক "আকীদা ও 
বিশ্বাস গড়ে তুলেছিল । নবীদের বাণী ও বক্তব্যে সেগুলোর কোন হদিস 
পাওয়া যায় না। আসমানী কিতাবের কোথাও আল্লাহ্‌র (তিন বা অধিক) 
রূপ ও বিভৃতির কোন উল্লেখ নেই ৷ আল্লাহ্‌র কথিত "গুণত্রয়ের'ও কোন 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ২৬৩ 


অস্তিত্ব নেই। তদ্রুপ আল্লাহ্‌র কোন রূপ ও বিভূতিকে পিতা, পুত্র বা 
পবিত্রাত্মা নামে অভিহিত করারও কোন প্রমাণ নেই, প্রমাণ নেই এমন 
ধারণারও যে, খোদার এক পুত্র আছেন যিনি খোদা এবং খোদা থেকে সৃষ্ট, 
যিনি পিতার মূল সত্তা থেকে অভিন্ন এবং খোদা যেমন স্রষ্টা তেমনি একজন 
সরষ্টা। অনুরূপ শিরক ও কুফরীভিত্তিক অন্যান্য “আকীদা ও বিশ্বাসও কোন 
নবী থেকে বর্ণিত নয়।১ 


ইঞ্জীল বা সুসমাচারসমূহের স্বরূপ 

মুসলিম পণ্ডিতদের আরেকটি ভুল হল, ইঞ্জীলকে তারা কুরআন ও অন্যান্য 
আসমানী কিতাবের সমপর্যায়ে ধরে আলোচনায় নেমেছেন। বলা বাহুল্য, 
পাদ্রীদের অপপ্রচার ও নতুন নিয়মের ইতিহাস সম্পর্কে অজ্ঞতাই হলো এ ধরনের 
মৌলিক বিভ্রান্তির উৎস ৷ ইমাম ইবনে তায়মিয়া (র) কিন্তু ইঞ্জীলকে তার প্রাপ্য 
মর্যাদাই দিয়েছেন। তার মতে, ইঞ্জীলের সুসমাচার চতুষ্টয়ের ধর্মীয় মর্যাদা 
সীরাত ও হাদীস গ্রন্থগুলোর চেয়ে কোন অংশেই বেশী নয়। তিনি বলেন ঃ 


উপরিউক্ত সুসমাচার চতুষ্টয়ের বর্ণনাকারীরা হযরত 'ঈসা (আ)-এর বাণী ও 
বক্তব্য, শিক্ষা ও কর্ম এবং বিভিন্ন মু'জিযা ও অলৌকিক ঘটনা সংকলন 
করেছেন মাত্র, এমন কি তাদের স্বীকৃতি মতে হযরত “ঈসা (আ) সম্পর্কে 
তাদের দেখা ও শোনার সবটুকুও তারা গ্রন্থবদ্ধ করেনি । সুতরাং আমাদের 
নবীজীর বাণী ও কর্মের বর্ণনাসম্থলিত হাদীস ও সীরাত গ্রন্থ যেমন কুরআনের 
সমতুল্য নয়, তেমনি সুসমাচার সংকলকদের সংকলনসমূহও আসমানী 
কিতাবের সমতুল্য নয় বরং সুসমাচারগুলো বড় জোর সীরাত ও হাদীস 
গ্রন্থগুলোর অনুরূপ মর্যাদাই শুধু দাবী করতে পারে ।২ 


অন্যত্র তিনি লিখেছেন ঃ 


খ্রিস্টানদের হাতে ইঞ্জীল নামে এখন যে কিতাব আছে তা তাদের 
স্বীকারোক্তি মতেই হযরত “ঈসা (আ)-এর লেখা নয়, এমন কি তার আদেশেও 
লেখা হয়নি, বরং উর্ধ্বাকাশে অন্তর্ধানের পর তার প্রত্যক্ষ শিষ্য মথি ও যোহন 
এবং পরোক্ষ শিষ্য মার্ক ও লুক লিখেছেন । তদুপরি এত অধিক সংখ্যক লোক 
সেগুলো ধারণ ও সংরক্ষণ করেনি যাতে (বর্ণনার সূত্রগত দিক থেকে) তা 
সন্দেহাতীত বলে ধরা যেতে পারে । এছাড়া সংকলকগণ নিজেরাই স্বীকার 


১. আল-জওয়াব, খণ্ড, ৩. পৃষ্ঠা ১৩৪ । 
১. আল-জওয়াব. খণ্ড ২, পৃ. ১০। 


www.almodina.com 


২৬৪ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 
করেছেন, হযরত 'ঈসা (আ)-এর বাণী ও জীবন-বৃত্তান্তের তারা সবটুকু নয়, বরং 
আংশিক সংকলন করেছেন মাত্র । দুই, তিন বা চার জনের বর্ণনায় ভুল হওয়ার 
যথেষ্ট আশংকা আছে, বিশেষত খোদ হযরত 'ঈসা (আ) সংক্রান্ত তথ্যের 
ক্ষেত্রেও তারা ভুল করেছেন, এমন কি কে ক্রসবিদ্ধ হয়েছেন তাও আজ স্পষ্ট 
নয়। 
ইঞ্জীলের মত তাওরাতের সত্যতা সম্পর্কেও প্রশ্ন তুলে তিনি 
লিখেছেন ঃ 
তাওরাতের সংকলন ও বর্ণনাতেও সূত্র-বিচ্ছিন্নতা ঘটেছে। কেননা 
ইয়াহুদীদের বর্ণনা মুতাবিক বায়তুল মুকাদ্দাস ধ্বংসের পর নির্বাসিত বনী 
ইসরাইলীদের মধ্যে আযর নামক এক ব্যক্তি তাওরাত লিপিবদ্ধ 
করেছিলেন । তিনি নবী ছিলেন কিনা সে সম্পর্কে ইয়াহ্‌দীদের দ্বিমত রয়েছে। 
তবে তাদের দাবী মতে উক্ত অনুলিপিকে অন্য একটি প্রাচীন অনুলিপির 
সাথে মিলিয়ে দেখা হয়েছিল। কারো মতে মরক্কোতে পাওয়া একটি 
অনুলিপি আনিয়ে তার সাথে মিলিয়ে দেখা হয়েছিল । এর মাধ্যমে যে 
সত্যটি সুস্পষ্ট হয়ে ওঠে তা এই যে, (বর্ণনার সৃত্রগত দিক থেকে) 
তাওরাতের (বিষয় ও) শব্দসমূহ সন্দেহাতীত নয় এবং ক্ষেত্র বিশেষ ভুলের 
আশংকাও উড়িয়ে দেবার মত নয় । কেননা দু'চারজন লোক যে কিতাব 
সংকলন করেন, মিলিয়ে দেখেন এবং সংরক্ষণ করেন তাতে ভুল হওয়াই 
স্বাভাবিক ।২ 


তাই ইমাম ইবনে তায়মিয়া (র)-র সিদ্ধান্ত হলো ঃ 
হযরত 'ঈসা (আ) থেকে ইঞ্জীলের শব্দসমূহের নিরবচ্ছিন্ন ও সন্দেহাতীত 
কোন সূত্র-পরম্পরা খ্রিস্টানদের হাতে নেই। তদ্রুপ খ্রিস্ট ধর্মের বর্তমান 
“আকীদা-বিশ্বাসগুলোও নিরবচ্ছিন্ন ও সন্দেহাতীত সূত্র দ্বারা প্রমাণিত নয়। 
ইয়াহ্‌দীদের অবস্থাও অভিন্ন । তাদের কাছেও তাওরাতের শব্দ ও নবীদের 
ভবিষ্যদ্বাণীসমূহের কোন নিরবচ্ছিন্ন ও সন্দেহাতীত সুত্র নেই যেমনটি রয়েছে 
কুরআন ও আহ্কামে শরীয়তের ক্ষেত্রে মুসলমানদের হাতে । বিশিষ্ট ও 
সাধারণ সকলেরই তা জানা আছে ।৩ 
কুরআন, ইঞ্জীল ও তাওরাতের মাঝে পার্থক্য করে ইমাম ইবনে তায়মিয়া 
(র) বলেন ৪ 


১. আল-জওয়াব, খ. ২, পৃ. ১০। 
২. আল-জওয়াব, 
৩. প্রাগুক্ত, খ. ১, ৩৭২। 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ২৬৫ 


কুরআনুল করীমের শব্দ ও অর্থ রসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলায়হি ওয়া সাল্লাম 
থেকে নিরবচ্ছিন্ন ও সন্দেহাতীত সূত্র-পরম্পরায় চলে আসছে। সুন্নাহর 
ক্ষেত্রেও রয়েছেও অনুরূপ নিরবচ্ছিন্ন ও সন্দেহাতীত সূত্র-পরম্পরা । সেই 
সাথে মুসলমানদের নিকট রয়েছে তাদের প্রিয় নবীর ঘটনাবহুল 
জীবন-বৃত্তান্ত যার সত্যতা বিভিন্ন সূত্রে সুপ্রমাণিত । যথা ঃ উম্মাহর সর্বসম্মত 
স্বীকৃতি, সেগুলোর ওপর আমলের ধারাবাহিকতা ইত্যাদি । কুরআন 
মুসলমানদের সিনায় সংরক্ষিত আছে এবং এই সংরক্ষণ ব্যবস্থা কোন 
লিখিত অনুলিপির ওপর নির্ভরশীল নয়। সুতরাং আল্লাহ্‌ না করুন, 
কুরআনের সকল অনুলিপি বিলুপ্ত হয়ে গেলেও কুরআন সংরক্ষণে তার 
বিন্দুমাত্র প্রভাব পড়বে না। পক্ষান্তরে বাইবেলের অনুলিপিগুলো বিলুপ্ত হলে 
তাদের কাছে বিকল্প কোন সংরক্ষণ ব্যবস্থা নেই। কেননা তাদের কাছে 
শব্দসমূহের নিরবচ্ছিন্ন কোন সৃূত্র-পরম্পরা নেই। দু'একজন 
বাইবেল-হাফেজ, তাদের ওপর নির্ভর করার কোন উপায় নেই। এজন্যই 
নবুওয়ত যুগের পর থেকে তাদের কিতাবে (শব্দ ও অর্থগত দিক থেকে) 
বরাবর পরিবর্তন ও বিকৃতি চলে আসছে। আর এজন্যই মুসলমানদের ন্যায় 
সৃত্র-পরম্পরা রক্ষা করার প্রচলন তারা করেনি। সৃত্র-বিশ্রেষণ ও 
পরীক্ষা-নিরীক্ষার জন্য মুসলমানরা গড়ে তুলেছেন রিজাল-শান্ত্রের বিশাল 
ভাণ্ডার, যার কোন অস্তিত্ব নেই তাদের ইতিহাসে ।১ 


ইঞ্জীলের পরিবর্তন ও বিকৃতি 

ইমাম ইবনে তায়মিয়া (র) সম্পর্কে প্রচলিত ধারণা হলো, ইঞ্জীল ও 
তাওরাতের শব্দগত পরিবর্তন সংক্রান্ত দাবীর তিনি সমর্থক নন। কিন্তু এ ধারণা 
সম্পূর্ণ ভুল । প্রকৃত ব্যাপার এই, শব্দগত পরিবর্তনের দাবী সমর্থন করা সত্ত্বেও 
অর্থগত বিকৃতির ওপরই তিনি অধিক জোর দিয়েছেন। এ কৌশল অবলম্বনের 
কারণ বর্ণনা করে আল-জওয়াব গ্রন্থে তিনি নিজেই বলেছেন, ইয়াহুদী ও খ্রিস্টান 
পণ্ডিতেরাও যেহেতু অর্থগত পরিবর্তন ও বিকৃতি স্বীকার করে নিয়েছেন, সেহেতু 
এটাকে ভিত্তি করেই তাদের বিরুদ্ধে আমাদের বিতর্কে নামা উচিত। তার 
ভাষায় ৪ 
slay sels alll ০০ ৮৬০1৬৮।। ৮৪০৯ ৩। Selly 
Le ০৮০ ৬৮৯ ০৯০১৩ ১০১৮১ 8911 ১১১ ভা ৮5৩ ১৪ +91 ৩১০০ 

als IA 145 li li &১ 5 


১. আল-জওয়াব, খ. ১, পৃ. ৩৭৬ 


www.almodina.com 


২৬৬ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 
মুসলিম, ইয়াহুদী ও খ্রিস্টান সকলেই যখন ইঞ্জীল ও তাওরাতের অর্থ, 


ব্যাখ্যা ও বিধানগত বিকৃতির সত্যতা মনে নিয়েছে তখন এতটুকুতেই 
আলোচনা সীমাবদ্ধ রাখা যথেষ্ট ।১ 


অন্যত্র তিনি লিখেছেন $ 
tis ৬০ UML AS Jal calc y ৩৮০4৮ ৮৮০1০ 0,0 
- ill oa Al 
কিন্তু ইঞ্জীল ও তাওরাতের অর্থ ও ব্যাখ্যাগত বিকৃতি বিষয়ে মুসলিম ও 
কিতাবী সকল ‘আলিমই একমত ।২ 
তবে তাওরাত ও ইঞ্জীলের শব্দগত বিকৃতির ক্ষেত্রে ইমাম ইবনে তায়মিয়া 
(র) এ দাবী মানতে রাজী নন যে, আসমানী কিতাবগুলো আগাগোড়া এমন 
বিকৃত হয়ে গেছে যাতে মূল আসমানী শব্দগুলোর কিছুই আর অবশিষ্ট নেই । 
তিনি বলেন £ মুসলিম 'আলিমদের কেউ আমার জানা মতে এ দাবী করেন নি 
যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলায়হি ওয়া সাল্লামের নবুওয়ত লাভের পর আসমানী 
কিতাবসমূহের শব্দগুলো সকল ভাষাতেই পরিবর্তন করে ফেলা হয়েছে। সুতরাং 
মুসলিম “আলিমদের নামে এ ধরনের উক্তি চালু করা সংগত নয় ।৩ 
তবে এ দাবী তিনি অবশ্যই সমর্থন করেন যে, আসমানী কিতাবের বহু স্থানে 
মূল শব্দগুলো বদলে দিয়ে আংশিক শব্দগত বিকৃতি ঘটানো হয়েছে । এটাকে 
মুসলিম 'আলিমদের সাধারণ মতামতরূপে আখ্যায়িত করে ইমাম সাহেব 
লিখেছেন ঃ 
Jn 5041 ৯৮১ 91 LAs 1৯ ৩৯১০১ ১৮৮৮০ ১৯শিতীও 
- ৮4০১৬৮৮০ 2 এ Jn ১৪ LS 
মুসলিম 'আলিমরা এ দাবী অস্বীকার করেছেন (ইঞ্জীল ও তাওরাতের সকল 
শব্দ-সমষ্টির সত্যতা রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু ‘আলায়হি ওয়াসাল্লাম সমর্থন 
করেছেন) তাদের মতে, বহুক্ষেত্রে যেমন অর্থ ও ব্যাখ্যাগত বিকৃতি ঘটেছে 
তেমনি কিছু কিছু ক্ষেত্রে শব্দগত বিকৃতিও ঘটেছে 18 
- ৮5৮41 ০৯৮০ Jn 451 jl le 5911 oll 


১. আল-জওয়াব, ১ম খ., পু. ৩৭৬। 
২. আল-জওয়াব, ১ম খ.. পূ. ৩৮০ । 
৩. আল-জওয়াব, ১ম খ, পু. ৩৭৩। 
8. আল-জওয়াব, ১ম খ.. প. ৩৭৩। 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ২৬৭ 


জমহুর বা সাধারণ মুসলিম *আলিমদের সিদ্ধান্তই সঠিক। অর্থাৎ উক্ত 
কিতাবসমূহের কিছু কিছু শব্দে অবশ্যই পরিবর্তন করা হয়েছে।১ 
নবীদের শব্দ ওরা হৃদয়ংগম করতে পারেনি 
ইমাম ইবনে তায়মিয়া (র)-র মতে, খ্রিস্টানদের বিভ্রান্তি তথা ত্রিত্বাদসহ 
যাবতীয় শিরকী “আকীদা-বিশ্বাসের প্রধান কারণ এই যে, নবীদের মুখ নিঃসৃত 
বহু শব্দেরই ভাব ও অর্থ তারা হৃদয়ংগম করতে পারেনি । ফলে তাদের হাতে সে 
সকল শব্দের অর্থ-বিকৃতি ঘটেছে। তিনি বলেন 8 এদিক থেকে ইয়াহুদীদের 
অবস্থা কিছুটা হলেও ভাল । হঠকারিতা, অহংকার ও সত্য প্রত্যাখ্যানের বেলায় 
তারা খ্রিস্টানদের তুলনায় এক কাঠি এগিয়ে আছে সত্য, কিন্তু নবীদের ভাষা ও 
শব্দ ব্যবহারের সাথে তারা অতটা অপরিচিত নয়।২ 
ইমাম ইবনে তায়মিয়া (র) জোর তাকীদ দিয়ে বারবার বলেছেন যে, সঠিক 
ভাব ও অর্থ হৃদয়ংগমের মাধ্যমে আসমানী কিতাব থেকে নির্ভেজাল শিক্ষা ও 
বিধান আহরণ করতে হলে নবীদের শব্দ ও পরিভাষা জানা খুবই জরুরী । 
তার ভাষায় ঃ 
Lele FEDS ০১৯৩ ০৮১১ ১। ৮8১ ৮50 11441 4১১৪ ও। 
১৫০১৩ ৪১৯ ১৬৪ এ/৮৯]। 1৬ ১৮৪4৮ ysis sly rl 
-৮৪১০৪1 le 353 Sle ৩৪ 
নবীরা যে ভাষায় আমাদের সম্বোধন করেছেন তা হৃদয়ংগম করা এবং যে 
শব্দ যে অর্থে ব্যবহার করেছেন তা অক্ষুণ্ন রাখা সুনির্দিষ্ট ভাবেই অপরিহার্য । 
এ পথ ছেড়ে অন্য পথে যারা চলবে এবং নবীদের শব্দসমূহকে তার প্রয়োগ 
ক্ষেত্র থেকে বিচ্যুত করবে তারা অবশ্যই নবীদের নামে অপবাদ রটানোর 
অপরাধে অপরাধী হবে 1৩ 
মূলত নবীদের শব্দ ও পরিভাষা হদয়ংগমে ব্যর্থতার পরিণতিতেই খ্রিস্ট ধর্মে 
পুত্র ও পবিত্রাত্মার ভুল অর্থের পথ ধরে ত্রিত্ববাদের অনুপ্রবেশ ঘটেছে। 


শব্দের সঠিক অর্থ নির্ণয় 


ইমাম ইবনে তায়মিয়া (র) লিখেছেন ৪ 


কিতাবীদের বর্ণনামতে 'পিতা ও পুত্র" শব্দ দু'টি নবীরা ব্যবহার করেছেন । 
(আমাদের মতে) তাদের কাছে পিতার অর্থ ছিল রব ও প্রতিপালক এবং 
পুত্রের অর্থ ছিল প্রিয় ও পসন্দনীয় । কেননা কোন সূত্রেই একথা বর্ণিত হয়নি 

১. আল-জওয়াব, ২য় খ.. পৃ. ৪ । 

২. আল-জওয়াব, ২য় খ., পূ. ১০৯ 

৩. এ. ৩য় খণ্ড, ১৮১ পূ. 


www.almodina.com 


২৬৮ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 

যে, নবীরা আল্লাহ্র বিশেষ কোন রূপ বা বিভূতি অর্থে পুত্র শব্দটি ব্যবহার 
করেছেন কিংবা এ কথা বলেছেন যে, আল্লাহ্‌ স্বয়ং তার একটি রূপ বা 
বিভৃতিকে জন্ম দিয়েছেন এবং জন্ম সূত্রে তার কোন-পুত্র রয়েছে। সুতরাং 
“পিতা, পুত্র ও পবিত্রাত্মার নামে মানুষের বায়'আত (বাপ্তিম্ম) গ্রহণ করো ।” 
এ ধরনের কোন বাণী “ঈসা.(আ) থেকে বর্ণিত হয়ে থাকলেও আল্লাহ্‌র 
অনাদি কোন রূপ ও বিভূতি দ্বারা পুত্র শব্দের ব্যাখ্যা করা হযরত “ঈসা 
(আ)-এর নামে অপবাদ আরোপ ছাড়া কিছু নয়। কেননা তার ভাষায় পুত্র 
শব্দের এ অর্থ ছিল না। তদ্রুপ “রূহুল-কুদস্” ও পবিত্রাত্মা শব্দটি নবীদের 
পরিভাষায় আল্লাহ্‌র প্রাণবাচক কোন রূপ বা বিভূতি অর্থে কখনো ব্যবহৃত 
হয়নি। তাদের পরিভাষায়, পবিত্রাত্মা হচ্ছেন সেই “ম্বগীয় সত্তা’ যা আল্লাহ্‌ 
তীর নির্বাচিত বান্দা তথা নবীদের উপর নাযিল করতেন এবং তার মাধ্যমে 
তাদের মদদ করতেন ।১ 


খ্রিস্টানদের সরাসরি সম্বোধন করে অন্যত্র তিনি লিখেছেন ঃ 


তোমাদের গোমরাহীর কারণ এই যে, নবীদের কথার সুনির্দিষ্ট ও সুস্পষ্ট অর্থ 
উপেক্ষা করে এমন সব দুর্বোধ্য ব্যাখ্যা তোমরা দিয়েছ যা তাদের কথা 
থেকে প্রতাক্ষ বা পরোক্ষ কোনভাবেই প্রকাশ পায় না। সুনির্দিষ্ট অর্থের 
পরিবর্তে দুর্বোধ্য অর্থ গ্রহণ করে বিভ্রান্তি সৃষ্টিকারী ব্যাখ্যার পিছনে তোমরা 
পড়েছ। তা না করে নবীদের কথার সরল অর্থই যদি তোমরা আকড়ে ধরতে 
তাহলে এমনভাবে বিভ্রান্ত হতে না। কেননা নবীদের বক্তব্যে 'পুত্র' শব্দটি 
যতখানে এসেছে খোদার রূপ বা বিভূতি অর্থে কোথাও ব্যবহৃত হয়নি; বরং 
আল্লাহ্‌র প্রিয় ও পসন্দনীয় ব্যক্তি অর্থেই ব্যবহৃত হয়েছে। তদ্রুপ পবিত্রাত্মা 
শব্দটিও বিশেষ রূপ বা বিভূতি অর্থে ব্যবহৃত হয়নি, ওয়াহী ও ফিরিশতা 
অর্থে ব্যবহৃত হয়েছে । অথচ এ সরল ও স্বাভাবিক অর্থ বাদ দিয়ে এমন অর্থ 
তোমরা গ্রহণ করেছ যা শব্দ থেকে কোনক্রমেই প্রকাশ পায় না।২ 


ব্যাপক ও সাধারণ ক্ষেত্রে “পুত্র ও পবিত্রাত্বা' শব্দ দু'টির ব্যবহার 


অতঃপর ইমাম সাহেব বাইবেল ও তাওরাতের বিভিন্ন শ্লোক উদ্ধৃত করে 
প্রমাণ করেছেন যে, পুত্র ও পবিত্রাত্মা শব্দ দু'টি হযরত “ঈসা (আ)-এর জন্য 
বিশিষ্ট নয়: বরং অন্যদের জন্যও তা দেদার ব্যবহৃত হয়েছে । তিনি লিখেছেন ঃ 
১. আল-জওয়াব, ৩য় খণ্ড, পৃ. ১৮১-১৮২। 
২. আল-জওয়াব, ৩ খু.. পৃ. ১৫৫। 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ২৬৯ 


এমনকি তোমাদের ধর্মগ্রস্থের “পুত্র ও পবিত্রাত্মা' শব্দ হযরত “ঈসা (আ) 
ছাড়া অন্যদের জন্যও ব্যবহৃত হয়েছে। শিষ্যদের সূত্রে তোমরা নিজেরাই তো 
বর্ণনা করো যে, হযরত “ঈসা তাদের বলেছেন, আল্লাহ্‌ আমার ও তোমাদের 
পিতা এবং আমার ও তোমাদের উপাস্য । তোমাদের কথা মতেই শিষ্যরা 
আরো বলেছেন যে, পবিভ্রাত্মা তাদের মাঝেও প্রবিষ্ট হয় । তোমাদের হাতে 
তাওরাতের যে অনুলিপি আছে তাতে পরিষ্কার ভাষায় বলা হয়েছে যে, 
“সদাপ্রভি মুসাকে বললেন, ফেরাউনের কাছে যাও এবং তাকে বল ঃ 
প্রতিপালক বলেছেন, ইসরায়েল আমার পুত্র, আমার প্রথমজাত । আমার 
“ইবাদত করার জন্য আমার পুত্রকে ছেড়ে দাও। নইলে আমি তোমার 
পুত্রকে, তোমার প্রথম জাতকে হত্যা করব । ফেরাউন সে নির্দেশ অমান্য 
করায় সদাপ্রভূ সিংহাসনে উপবিষ্ট ফেরাউনের প্রথম জাত পুত্র এবং 
ফেরাউনের স্বজাতির সমস্ত প্রথম জাত পুত্রকে হত্যা করলেন। এমন কি 
তাদের পশুকুলের প্রথম জাতগুলোকেও হত্যা করলেন।” দেখ, তাওরাতে 
সকল ইসরাঈলীকে আল্লাহ্‌র পুত্র ও প্রথমজাত বলা হয়েছে এবং 
মিসরীয়দের পুত্রদেরকেও ফেরাউনের পুত্র বলা হয়েছে। শুধু কি তাই, 
পশুকুলের প্রথম জাত শাবকগুলোকেও পশুর মালিকদের পুত্র বলা হয়েছে।১ 
অনুরূপভাবে গীত-সংহিতায় আছে, “তুমি আমার পুত্র, তুমি আমার কাছে 
প্রার্থনা করো, আমি তোমাকে দান করব।” 

বাইবেলে হযরত ঈসা (আ) বলেছেন, “আমি আমার ও তোমাদের পিতা 
এবং আমার ও তোমাদের উপাস্যের নিকট যাচ্ছি।” তিনি আরো বলেছেন ঃ 
প্রার্থনা কালে তোমরা বলো, হে আমাদের স্বর্গস্থিত পিতা! অমুক অমুক 
দানে আমাদের ধন্য কর। তদ্রুপ পবিত্রাত্মা প্রবিষ্ট হওয়ার বিষয়টি হযরত 
“ঈসা (আ) ছাড়া অন্যদের ক্ষেত্রেও উল্লিখিত হয়েছে ।২ 


মোটকথা, অকাট্য যুক্তি-প্রমাণের আলোকে তিনি দেখিয়েছেন যে, যে সকল 


শব্দযোগে খ্রিস্টধর্মে হযরত 'ঈসার পুত্রতৃ, প্রবিষ্টতা ও ঈশ্বরত্‌ সহ বিভিন্ন 
“আকীদা-বিশ্বাসের অনুপ্রবেশ ঘটেছে সেগুলো ইঞ্জীল-তাওরাতের বনু স্থানে ‘ঈসা 
(আ) ছাড়া অন্যদের জন্যও ব্যবহৃত হয়েছে। তাই এটা প্রমাণিত সত্য যে, 
শব্দগুলোর অর্থ রূপক | অতঃপর ইমাম সাহেব সিদ্ধান্ত টেনে লিখেছেন $ 


মোটকথা, তাওরাত, ইঞ্জীল ও যবুরসহ কোন আসমানী কিতাবে কিংবা 
কোন নবীর ভবিষাদ্বাণীতেই এমন কোন কথা নেই যাতে হযরত “ঈসা (আ) 


১. বাইবেলের বর্তমান বাংলা অনুবাদে অবশ্য কিঞ্চিত পরিবর্তন করা হয়েছে । অনুবাদক । 


২. আল-জওয়াব, ৩ খ.. পৃ. ১৮৫-১৮৬। 


www.almodina.com 


২৭০ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 
সম্পর্কে বিশেষভাবে প্রমাণিত হতে পারে যে, আল্লাহ্র সত্তায় একীভূত ও 
প্রবিষ্ট হওয়ার গুণ তার ছিল। তার বৈশিষ্ট্য অতটুকুই যা আল-কুরআনে 
আল্লাহ পাক ইরশাদ করেছেন ঃ 


IGG 44143 4111 ০৯০৯১ ১১ ০৪ । ৮১০৪০ rama LS 
- Ew ৫১ 7০০ 
বস্তুত পূর্ববর্তী সকল আসমানী সহীফা এবং নবীদের যাবতীয় ভবিষ্যদ্বাণী 
আলোচ্য আয়াতের বক্তব্যের সাথে পূর্ণ সংগতিপূর্ণ এবং পরস্পরের সমর্থক। 
যে সকল শব্দ দ্বারা খ্রিস্টানরা হযরত “ঈসা (আ)-এর ঈশ্বরতু প্রমাণ করে 
থাকে এবং আম্বিয়া “আলায়হিমু'স-সালামের উক্তি দ্বারা প্রতিষ্ঠিত করতে 
চায় সেগুলো হযরত ঈসা (আ) ছাড়া অন্যদের সম্পর্কেও ব্যবহৃত হয়েছে। 
সুতরাং সে সবের সাহায্যে তার ঈশ্বরত্ প্রমাণ করা ভিত্তিহীন । “পুত্র ও প্রভু' 
শব্দ দু'টি যেমন হযরত “ঈসা (আ)-র মত অন্যদের ক্ষেত্রেও ব্যবহৃত হয়েছে 
তেমনি পবিত্রাত্মার প্রতিষ্ঠা, ঈশ্বরের প্রকাশ ও প্রবিষ্টতার কথা হযরত “ঈসা 
(আ)-র মত অন্যদের ক্ষেত্রেও বলা হয়েছে । অথচ সেই সুবাদে তারা কেউ 
তো ঈশ্বর হতে পারলেন না।১ 
খ্রিস্টান ধর্মবেত্তারা মাঝে মধ্যে শ্লোক-নির্ভর আলোচনা থেকে সরে এসে রূপ 
ও বিভৃতিত্রয় এবং প্রবিষ্ট ও একীভূত হওয়া সম্পর্কে যুক্তিকেন্দ্রিক আলোচনার 
অবতারণা করেন এবং গোটা বিষয়টাকে সৃফীবাদী ও দার্শনিক রূপ দান করেন। 
তাই ইমাম ইবনে তায়মিয়া (র)-ও দার্শনিক দৃষ্টিকোণ থেকে প্রতিটি বিষয়ে 
বিশদ আলোচনা করেছেন। আর দর্শন যেহেতু তার প্রিয়তম বিষয় এবং 
কালামশান্ত্র, আকায়েদ ও ‘আদি সত্তার একত্ব’ ইত্যাদি জটিল দার্শনিক 
আলোচনায় বারবার তাকে প্রবৃত্ত হতে হয়েছে, তাই এখানেও তিনি হাত খুলে 
লিখেছেন এবং অকাট্য যুক্তি-প্রমাণের অবতারণা করে দেখিয়েছেন যে, ত্রিত্ববাদ 
'আকল ও যুক্তির সম্পূর্ণ বিরোধী স্বকপোলকল্পিত এক আকীদা ও দর্শন যার সাথে 
সত্যের দূরতম সম্পর্কও নেই।২ 


আকল ও যুক্তিবিরোধী কথা 

'আকল ও যুক্তির আলোকে বিচার-বিশ্সেষণের মাধ্যমে ব্রিত্বাদের 
দুর্বোধ্যতা, অন্তসারশৃন্যতা ও অযৌক্তিকতা তুলে ধরা হলে খ্রিষ্টান ধর্মবেত্তারা 
ঘুরে ফিরে আবার বাইবেলীয় শ্লোকের আশ্রয় গ্রহণ করেন এবং বলতে শুরু 
করেন যে, কি করা যাবে, আসমানী কিতাবে এভাবেই বর্ণিত হয়েছে । “আকীদা 


১. আল-জওয়াব, ২ খৃ., পৃ. ১৮৯-১৯০। 
২. আল-জওয়াব, ৩য় খ., পৃ. ১১৯, ১৯০-১৯১, ২১৫। 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ২৭১ 


ও বিশ্বাসগত এই বিষয়গুলো ‘আকল ও যুক্তি-উর্ধ্ব সত্য । সুতরাং ঈমান ও 
নিরংকুশ আনুগত্যই এ সকল ক্ষেত্রে অপরিহার্য । বুদ্ধি ও যুক্তির মাধ্যমে তা 
বুঝতে বা বোঝাতে চাওয়া অনুচিত | ইমাম ইবনে তায়মিয়া (র) প্রথমে তো 
আসমানী কিতাবে ত্রিত্বাদের অস্তিত্বই স্বীকার করতে রাজী নন। তার মতে বরং 
ত্রিত্ববাদ বিরোধী শিক্ষাই তাতে বিদ্যমান। তদুপরি জোর দিয়ে তিনি বলেছেন 
যে, সম্পূর্ণ আলাদা দু'টি বিষয়কে এখানে ঘুলিয়ে ফেলা হচ্ছে। কেননা কতগুলো 
বিষয় হলো ‘আকল ও যুক্তির বিচারে অসন্ভব। পক্ষান্তরে কতকগুলো বিষয় এমন 
আছে যার হাকীকত অনুধাবন করা মানবীয় 'আকল-বুদ্ধির পক্ষে সম্ভব নয়। 
সুতরাং সেগুলোর পক্ষে বা বিপক্ষে 'আকল-বুদ্ধির নিজস্ব কোন সিদ্ধান্ত নেই। 
তিনি বলেন, নবীদের বাণী ও শিক্ষায় দ্বিতীয় বিষয়গুলোই শুধু পাওয়া যায়। 
অর্থাৎ ‘আকল ও বুদ্ধি-উর্ধ্ব বিষয় সেখানে অবশ্যই আছে, তবে ‘আকল ও বুদ্ধি 
পরিপন্থী কোন বিষয় নেই, থাকতে পারে না। বলা বাহুল্য যে, বুদ্ধি বিরোধী ও 
বুদ্ধি-উর্ধ্ব বিষয়ের মাঝে দুস্তর ব্যবধান রয়েছে। ইমাম সাহেবের ভাষায় 
৮০ ৩১৬ ৮১০৯০ 4১1 ৯1৮2৩ dbs dial ৮ তাহ ০৩১৪৪ 
৩1 ৮০1 3 8 425 1৮5 33 4৯০ 9০৪ lial ac > 
৬১। ১ ৮১ ১৯ ০1 ১৬ 23 ৬১৮) ৮০ oll 
৮৮৪ 1১৮৩ Syd sli ey dil ১৮৯০ ৬৮১1৬৪৮৬০১৪ 

- ৮১১1১৩4411৯ SH AS AL ৮৮১ HES ০০ DS 

‘আকল ও বুদ্ধির যে বিষয়গুলোকে সুনিশ্চিতভাবে অসম্ভব ও বাতিল সাব্যস্ত 

করে, আর যে বিষয়গুলো সম্পর্কে বুঝে শুনে হা-বাচক কিংবা না-বাচক 

সিদ্ধান্ত নিতে ‘আকল ও বুদ্ধির অক্ষমতা প্রকাশ করে এই উভয়ের মাঝে 
দুস্তর ব্যবধান থাকা সত্ত্বেও খ্রিস্টান পণ্তিতরা তা মানতে রাজী নন। বস্তুত 
দ্বিতীয় বিষয়গুলো সম্পর্কেই শুধু নবীরা ওয়াহীযোগে সংবাদ দিয়েছেন। 

পক্ষান্তরে প্রথম বিষয়গুলোর অস্তিত্‌ তাদের বাণী ও বক্তব্য অসম্ভব ও 

অকল্পনীয় । আসলে তারা বুদ্ধি বিরোধী ও বুদ্ধি-উর্ধ্ব বিষয়ের মাঝে তফাৎ 

খুজে পাননি । এ ক্ষেত্রে তারা আল্লাহ্‌র জন্য সন্তান ও অংশীদারিত্‌ 

প্রমাণকারী মুশরিকদের কাতারভুক্ত হয়ে পড়েছেন ।১ 

ইমাম সাহেব অত্যন্ত জোরালো ভাষায় দাবী করেছেন যে, সত্যধর্ম কখনো 
সুস্থ ‘আকল ও বিচার-বুদ্ধির বিরোধী হতে পারে না। এ কথার ভুরি-ভুরি প্রমাণ 
রয়েছে আসমানী কিতাবগুলিতে । তিনি বলেন, এখানে দুটি দল হোচট খেয়েছে। 
একদল 'আকল ও বুদ্ধির এমন লাগামহীন ব্যবহার শুরু করল যে, 'আকল ও 


১. আল-জওয়াব, খ. ২, পৃ. ৮৯। 


www.almodina.com 


২৭২ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 
বুদ্ধির গপ্ডিবহির্ভূত বিষয়গুলোকেও তারা সেই মানদণ্ডে যাচাই করতে লাগল। 
এমন কি স্থূল সত্য এবং নবীদের সুস্পষ্ট বক্তব্যকে পর্যন্ত তারা উপেক্ষা করে 
গেল । বলা বাহুল্য যে, ‘আকল ও বুদ্ধির প্রতি এটা সুবিচার ছিল না মোটেই। 
পক্ষান্তরে অন্যদল বুদ্ধিজাত সুস্পষ্ট বিষয়গুলোকেও প্রত্যাখ্যান করল এবং 
কল্পনাপ্ৰসূত 'শ্রবণজাত' ও 'স্থূল' প্রমাণসমূহ আকড়ে পড়ে থাকল । বলা বাহুল্য 
যে, এটাও ছিল চরম সীমা লংঘন । আমাদের মনে রাখতে হবে যে, দু'টি সত্য 
সর্বদা পরস্পর সমর্থক ও সহগামী হয়, পরস্পরবিরোধী হয় না কখনো । পক্ষান্তরে 
বাতিল ও অসত্য স্বভাবতই স্ববিরোধী এবং পরস্পরবিরোধী হয়। 
নবী-বিরোধীদের সম্পর্কে আল্লাহ ইরশাদ করেন, 
৩০ 4১০ dliy ৬০৯১ ৬৪ ৬৪] ১৫১) ৩১৯৭ ০৩ Lally 
_ ৬৪ 

শপথ বহু পথ বিশিষ্ট আকাশের! তোমরা তো পরস্পর-বিরোধী কথায় লিপ্ত। 

যে ব্যক্তি সত্যভ্রষ্ট সেই তা (কুরআন) পরিত্যাগ করে । সূরা যারিয়াতঃ ৭-৮-৯ আয়াত; 

বস্তুত সুস্থ ‘আকল ও বিচার-বুদ্ধি দ্বারা প্রমাণিত সত্য কোন এশীবাণী কিংবা 

নিৰ্ভুল স্থূল অনুভবের বিরোধী হতে পারে না। তদ্রুপ বিশুদ্ধ ও প্রমাণোস্তীর্ণ 

এশী-বাণী দ্বারা প্রতিষ্ঠিত সত্য ‘আকল কিংবা স্থূল অনুভবের প্রতিকূল হতে 

পারে না। অনুরূপভাবে নির্ভুল অনুভবের শক্তি দ্বারা প্রমাণিত সত্যও ‘আকল 

ও নকল কর্তৃক প্রত্যাখ্যাত হতে পারে না।১ 

ইসলাম ও খ্রিস্টবাদের মাঝে এখানেই পার্থক্য । ইসলামে ‘আকল ও নকল 
তথা যুক্তি ও উক্তির মাঝে রয়েছে পূর্ণ সংগতি | এখানে যুক্তি ও বুদ্ধি-উ্ধ্ব অদৃশ্য 
সত্যসমূহ অবশ্যই রয়েছে। কিন্তু তা যুক্তির পরিপন্থী নয় মোটেও । 

পক্ষান্তরে খৃষ্টবাদের বহু বিধান ও বিশ্বাসই যে যুক্তি পরিপন্থী, খ্রিস্টান 
ধর্মবেত্তারাও তা স্বীকার করে থাকেন । তবে তারা বলেন যে, এগুলো হচ্ছে বুদ্ধি 
উ্ধ্ব স্তরের বিষয় । চোখ বুজে সেগুলো মেনে নেওয়াই আমাদের কর্ম। 
তাওহীদ ও হযরত “ঈসার মানবত্তে বিশ্বাসী খ্রিস্টান দল 

ইমাম ইবনে তায়মিয়া (র)-র আরেকটি গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয় প্রচেষ্টা এই 
যে, যে সকল খ্রিস্টান পাদ্রী ও ধর্মনেতা আল্লাহ্‌র তাওহীদ ও একত্বে এবং হযরত 
“ঈসা (আ)-র রিসালাত ও মানবত্তে বিশ্বাসী ছিলেন, কিন্তু বিভিন্ন কারণে খ্রিস্টান 
জগতে বিশেষ জনপ্রিয়তা পাননি, আলোচ্য গ্রন্থে তিনি তাদের পরিচয় ও বক্তব্য 
তুলে ধরেছেন । সেই সাথে খ্রিস্ট ধর্মের দল-উপদলগুলোর বিস্তারিত তালিকা 


১. আল-জওয়াব, খ. ২, পৃ. ৩১২, খ. ৩. পৃ. ৩ । 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ২৭৩ 


দিয়ে তাদের “আকীদা ও বিশ্বাসের বিশদ ব্যাখ্যা ও পর্যালোচনাও পেশ করেছেন। 
প্রসঙ্গক্রমে ইমাম তায়মিয়া (র) নও-মুসলিম মনীষী হাসান বিন আয়্যুব-এর 
সেই সুদীর্ঘ প্রবন্ধটিও গ্রন্থবদ্ধ করেছেন যাতে প্রবন্ধকার তার ইসলাম গ্রহণের 
কারণসমূহ তুলে ধরে ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন। প্রবন্ধটি অত্যন্ত 
তথ্যবহুল ও সারগর্ভ। 


তাওরাত ও অন্যান্য আসমানী কিতাবে শেষ নবীর সুসংবাদ 


উপরিউক্ত আলোচনা শেষে ইমাম ইবনে তায়মিয়া (র) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
“আলায়হি ওয়া সাল্লামের শুভাগমন ও নবুওয়ত সম্পর্কিত আসমানী কিতাবের 
সুসংবাদ ও ভবিষ্যদ্বাণীগুলোর দিকে নজর দিয়েছেন এবং ব্যাপকতা ও সার্বিকতার 
উদ্দেশ্যে সংশ্লিষ্ট বিষয়ের খুঁটিনাটি সকল বাণী, তথ্য ও উপকরণ একত্র করেছেন 
যা অন্য কোন কিতাবে পাওয়া দুষ্কর ৷ প্রতিটি সুসংবাদ ও ভবিষ্যদ্বাণীর ব্যাখ্যা 
চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে এটাও তিনি প্রমাণ করেছেন যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু 
‘আলায়হি ওয়া সাল্লামের ক্ষেত্রেই শুধু এগুলো প্রযোজ্য । 

যেমন যোহন লিখিত সুসমাচারে হযরত 'ঈসা (আ)-এর নিম্নোক্ত বাণী 
বর্ণিত হয়েছে ঃ 


“জগতের অধিপতি আসছেন। তখন আমার কিছুই থাকবে না।' ইমাম 
ইবনে তায়মিয়া (র) একথা দ্বারা প্রমাণ করেছেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
“আলায়হি ওয়া সাল্লামই হলেন হযরত 'ঈসা (আ.)-এর ভবিষ্যদ্বাণীর একমাত্র 
লক্ষ্য । তিনি বলেন ঃ 


কেননা এটা সর্বস্বীকৃত ও সন্দেহাতীত সত্য যে, হযরত “ঈসা (আ)-এর পর 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলায়হি ওয়া সাল্লামই একমাত্র মানব যার জাগতিক 
ও আধ্যাত্মিক সাম্রাজ্য গোটা পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে। মানুষের দেহ ও 
হৃদয় তার অনুগত ছিল । জীবদ্দশায় ও পরবর্তীতে, যুগে যুগে, পূর্ব-পশ্চিম 
সর্বত্র মানুষের বাহ্যিক ও আত্মিক সর্বপ্রকার আনুগত্য তিনি লাভ করেছেন। 
জীবদ্দশায় বাদশাহদের বাহ্যিক আনুগত্য করা হলেও মৃত্যুর পর তাদের 
প্রতি কারোরই আনুগত্য থাকে না। কেননা যে আনুগত্যের সাথে 
আখেরাতের পাওয়া না-পাওয়ার সম্পর্ক নেই সে আনুগত্যের ব্যাপারে 
পৃথিবীর কোন ধর্মের অনুসারীর আকর্ষণ নেই ৷ কিন্তু নবীদের আনুগত্যের 
বৈশিষ্ট্য এই যে, তার সাথে রয়েছে আখিরাতের শাস্তি ও পুরস্কার এবং আশা 
ও ভীতির সম্পর্ক ৷ 
সাধক (২য়)-১৮ 


www.almodina.com 


২৭৪ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 

মুহাম্মদ সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লাম পূর্ববর্তী নবীদের দীন ও নবুওয়তের 
সত্যতার ঘোষণা দান করেছেন এবং তাদের নাম ও মর্যাদা তুলে ধরেছেন। 
বস্তুত তার দাওয়াত ও মেহনতের -কল্যাণেই বড় বড় জাতি হযরত মূসা ও 
“ঈসা (আ)সহ সকল নবীর উপর ঈমান এনেছে। তীর মাধ্যম ছাড়া এটা 
কিছুতেই সম্ভব হতো না। কেননা যে ক'জন নবীর নামের সাথে কিতাবীদের 
পরিচয় ছিল তাদের নবুওয়ত ও মর্যাদার ব্যাপারে তারা একমত ছিল না। 
হযরত দাউদ ও সুলায়মান (আ)-সহ বিভিন্ন নবীর প্রতি বিভিন্ন দল 
দোষারোপ করত । আর হযরত হুদ, সালিহ, শু'আয়ব (আ) ও অন্যান্য নবীর 
তো নাম পর্যন্ত তাদের জানা ছিল না।৯ 


নবুওয়তের দলীল ও মু*জিযাসমূহ 

অতঃপর ইমাম ইবনে তায়মিয়া (র) নবী করীম সাল্লাল্লাহু ‘আলায়হি ওয়া 
সাল্লামের মু'জিযা সম্পর্কে সুবিস্তৃত ও সারগর্ভ আলোচনা করেছেন এবং স্বভাব 
মাফিক এত অধিক তথ্য-উপকরণ একত্র করেছেন যা এক সাথে অন্য কোথাও 
পাওয়া সহজ নয়।২ আলোচনার শুরুতে ইমাম সাহেব মু'জিযার সংজ্ঞা ও প্রকৃতি 
এবং মু'জিযার সত্যতা প্রমাণের উপায় সম্পর্কে কালামশাস্ত্রীয় বহু মৌলিক ও সুক্ষ 
তথ্য তুলে ধরেছেন। 

ইমাম সাহেবের আলোচনা কিন্তু শুধু সীরাত ও কালাম শাস্ত্র গ্রন্থের মশহুর 
মু'জিযাগুলোকে কেন্দ্র করেই আবর্তিত হয়নি; বরং সংশ্লিষ্ট আলোচনার বৃত্তকে 
সম্প্রসারিত করে রাসূলের গোটা জীবন ও চরিত্রকেই তিনি মু'জিযারূপে পেশ 
করেছেন এবং সীরাত ও শামায়েলের খুবই আকর্ষণীয় সার-সংক্ষেপ তুলে 
ধরেছেন। বস্তুত মুহাম্মদ সাল্লাল্লাহু "আলায়হি ওয়া সাল্লামের পবিত্র জীবন ও 
চরিত্রই হচ্ছে নবুওয়তের মুহাম্মদীর সর্বশ্রেষ্ঠ দলীল ও মুজিযা । প্রচলিত ধারার 
পরিবর্তে মু'জিযার গণ্ডিকে ব্যাপ্ত ও সম্প্রসারিত করে তিনি লিখেছেন ৪ 

রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লামের সীরাত, চরিত্র, বাণী ও কর্ম 

তথা জীবনের প্রতিটি আচরণ ও উচ্চারণ একেকটি জীবন্ত মু'জিযা । তার 

উপর অবতীর্ণ শরীয়তও একটি স্বতন্ত্র মু'জিযা ৷ তদ্রপ উম্মতের সমষ্টিগত 


১. দেখুন আল-জওয়াব, খ. ৪, পৃ. ১৬, পৃ. ৮৬-৯৫, পৃ. ৭৮-৮৬। 
২. আল-জওয়াব, খ. ৪. পৃ. ৬৬. ২২৪ । 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ২৭৫ 


‘ইল্‌ম ও প্রজ্ঞা এবং জীবন ও চারিত্র্যের শুচিতা ও পবিভ্রতাও তার 
নবৃওয়াতের একটি মুজিযা। এমন কি উম্মতের নেককার লোকদের 
কারামতসমূহও তার নবুওয়তের মুজিযা বলে গণ্য হবে ।৯ 


মুজিযারূপে উম্মতে মুহাম্মদীর উত্থান ও ইসলামী বিপ্রব 

পবিত্র নবী জীবনের এক মনোজ্ঞ সার-সংক্ষেপ পেশ করার পর যা পড়লে 
হৃদয়ের গভীরে এ বিশ্বাস অবশ্যই বদ্ধমূল হয় যে, নিঃসন্দেহে তিনি আল্লাহ্‌র 
প্রেরিত সত্য রাসূল । ইমাম ইবনে তায়মিয়া (র) লিখেছেন ঃ 


ইসলামের দাওয়াত গোটা আরবভূমিতে ছড়িয়ে পড়ল। এর পূর্বে প্রতিমা 
পূজা, গণক ও জ্যোতিষীদের কথায় বিশ্বাস, স্রষ্টাকে অস্বীকার, সৃষ্টির দাসত্ব, 
হিংসা, হানাহানি ও রক্তপাত ইত্যাদি হাজারো শির্ক, অনাচার ও পাপাচারে 
সারা আরব নিমজ্জিত ছিল। আখেরাত তথা মৃত্যু পরবর্তী অনন্ত জীবনের 
কোন ধারণা ছিল না মানুষের । মুর্খতার আধারে নিমজ্জিত এ জাতিই নবী 
করীম সাল্লাল্লাহু ‘আলায়হি ওয়া সাল্লামের নূরানী শিক্ষার বরকতে হয়ে গেল 
পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্ঞানী, সর্বশ্রেষ্ঠ ধার্মিক, চরিত্রবান খৃষ্টানরা সিরিয়াতে 
সাহাবা-ই কিরামকে দেখে স্বতঃস্ফূর্তভাবে বলে উঠল, “স্বীকার করতেই হয় 
যে, হযরত 'ঈসার শিষ্যরা এঁদের চেয়ে উত্তম ছিলেন না।” এঁরা হলেন নববী 
ইল্ম ও ‘আমলের উজ্জলতম প্রতীক যা গোটা পৃথিবীতে আলো ও দীপ্তি 
ছড়িয়েছে । এদের মুকাবিলায় অন্যান্য জাতির কীর্তিমান পুরুষদের দেখো; 
যে কোন চক্ষুম্মান ব্যক্তি উভয়ের মাঝে আসমান-যমীন তফাত অনুভব 
করতে পারবেন।২ 


সকল গুণ-গরিমায় তার উম্মত অন্যান্য উম্মতের তুলনায় শীর্ষতম স্থানের 
অধিকারী । দুনিয়ার অন্যান্য জাতির জ্ঞান ও প্রজ্ঞার সাথে এ উম্মতের জ্ঞান ও 
প্রজ্ঞার তুলনা করা হলে নিঃসন্দেহে এ উম্মতের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হবে । তদ্ধপ 
“ইবাদত ও ধার্মিকতা এবং আল্লাহ-প্রেম ও আনুগত্যের ক্ষেত্রে এ উম্মতের 
সাথে অন্যান্য উম্মতের তুলনা করা হলে সুস্পষ্ট প্রমাণিত হয় যে, এ উম্মতই 
শ্রেষ্ঠ ধার্মিক, শ্রেষ্ঠ প্রেমিক । অনুরূপভাবে আল্লাহ্‌র রাস্তায় ত্যাগ ও কুরবানী, 
বীরত্ব ও সাহসিকতা এবং বিপদে ধৈর্য ও সবর ইত্যাদির ক্ষেত্রে তুলনা করা 
হলেও এ উম্মতের পাল্লাই হবে ভারি । বদান্যতা ও উদারতা, নিঃস্বার্থপরতা 
ও আত্মত্যাগ তথা চারিত্রিক মাহাত্ম্য ও নৈতিক পবিত্রতার সকল ক্ষেত্রেই এ 
উম্মতই শ্রেষ্ঠ, এ উম্মতই অনন্য । বলা বাহুল্য যে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ্‌ 

১. আল-জওয়াব, খ. ৪, পৃ. ৮৬-৯৫, পৃ. ৮৭-৮৬। 

১. আল-জওয়াব. ৪ খ.. পৃ. ১৮১। 


www.almodina.com 


২৭৬ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 


সাল্লাল্লাহু “আলায়হি ওয়া সাল্লামের সুমহান সান্নিধ্য ও সংস্পর্শ থেকেই 
এগুলো তারা লাভ করেছিল । কেননা তার পূর্বে অন্য কোন কিতাব ও নবীর 
তারা অনুসারী ছিল না। ফলে আলো ও নূরের অন্য কোন উৎস থেকে তারা 
বিন্দুমাত্র আলো লাভ করেনি। তার নবুওয়তের ‘মিশকাত’ ও দীপাধার 
থেকেই তারা আলো পেয়ে ছিল। পক্ষান্তরে হযরত “ঈসা (আ) এসেছিলেন 
পূর্ববর্তী তাওরাতী শরীয়তের সম্পূরকরূপে । সুতরাং হযরত “ঈসা (আ)-এর 
অনুসারীদের জ্ঞান ও প্রজ্ঞা এবং গুণ ও গরিমার কিছু অংশ এসেছে তাওরাত 
ও যবূর থেকে, কিছু অংশ এসেছে হযরত “ঈসা (আ) ও অন্যান্য নবীর শিক্ষা 
থেকে, আর বাদবাকীটুকু এসেছে 'হাওয়ারী' শিষ্যদের পরবর্তী যুগের 
দার্শনিকদের জ্ঞান ও প্রজ্ঞা থেকে। পক্ষান্তরে এই উম্মতের জন্য নবী করীম 
সাল্লাল্লাহু “আলায়হি ওয়া সাল্লামের পূর্বে কোন কিতাব ও নবীর অস্তিত্ব ছিল 
না; বরং তাদের অধিকাংশইতো হযরত মূসা, “ঈসা ও দাউদ (আ)-এর 
ওপর এবং তাদের কিতাবসমূহের ওপর ঈমান-ই এনেছে তীর মাধ্যমে | 
নবুওয়তে মুহাম্মদীই তাদের নির্দেশ দিয়েছে সকল নবী ও কিতাবের ওপর 
ঈমান আনার এবং নবীদের মঝে পার্থক্য না করার ।১ 
শরীয়তে মুহাম্মদীর অলৌকিকতা 
শরীয়তে মুহাম্মদীর পূর্ণাঙ্গতা ও সর্বাংগীনতার আলোচনা প্রসংগে ইমাম 
সাহেব লিখেছেন ঃ 

রসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলায়হি ওয়া সাল্লামের শরীয়তই হলো পূর্ণাঙ্গ 
শরীয়ত । কেননা ‘আকল ও বুদ্ধির বিচারে যা উত্তম ও নির্ভুল এ শরীয়তে 
তার সবগুলোই বিদ্যমান। তদ্রপ ‘আকল ও বুদ্ধির বিচারে যা ঘৃণিত ও 
বর্জনীয় এ শরীয়াতের তার সবগুলোই বর্জিত । এমন কোন নির্দেশ আমাদের 
রসূল (সা) দিয়ে যাননি যে সম্পর্কে আজ বলা যেতে পারে যে, এ নির্দেশ না 
দিলেই ভাল হতো । এমন কোন নিষেধও তিনি জারি করে যাননি যে 
সম্পর্কে আজ বলা যেতে পারে যে, এ নিষেধাজ্ঞা না হলেই ভালো হতো । 
যাবতীয় উত্তম ও পবিত্র জিনিস তিনি হালাল করে গেছেন, অথচ (স্থান 
কাল ও পাত্রগত কারণে) পূর্ববর্তী শরীয়তে কিছু হালাল জিনিসও হারাম 
ছিল। তদ্রুপ যাবতীয় ঘৃণিত ও নাপাক জিনিস তিনি হারাম করে গেছেন 
অথচ পূর্ববর্তী শরীয়তে সেগুলোর কিছু কিছু হালাল ছিল । দুনিয়ার সকল 
জাতি ও ধর্মের উত্তম ও সুন্দর জিনিসগুলো মুহাম্মদী শরীয়তে বিদ্যমান 
রয়েছে। আল্লাহ্‌, ফিরিশতা ও আখেরাত সম্পর্কে তাওরাত, ইণ্জীল ও যব্রের 


২. আল-জওয়াব, খ. ৪. পৃ. ৮২। 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ২৭৭ 


বিবরণগুলো পূর্ণাঙ্গ ও সর্বাংগীনরূপে কুরআন ও সুন্নাহ্য় পুনঃবিবৃত হয়েছে। 
তদুপরি এমন কিছু বিষয়ের বিবরণও তাতে এসেছে যা পূর্ববর্তী 
কিতাবসমূহে ছিল না। দয়া, মায়া, ন্যায়বিচার ও উত্তম কর্মের সুফল 
সংক্রান্ত বিবরণ আরো মর্মস্পর্শী ও হৃদয়গ্রাহী আঙ্গিকে এবং আরো 
সংযোজিত হয়ে শরীয়তে মুহাম্মদীতে এসেছে । ইসলামের “ইবাদত ব্যবস্থার 
সাথে অন্যান্য জাতির ইবাদত ব্যবস্থার তুলনা করলে 'আকল ও প্রজ্ঞার 
অধিকারী সকলকেই এ সত্য স্বীকার করতে হবে যে, ইসলামী “ইবাদত 
ব্যবস্থাই শ্রেষ্ঠ ব্যবস্থা ৷ শাস্তি নীতিসহ শরীয়তের যাবতীয় আহকাম ও 
বিধানের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য ।১ 


প্রসংগক্রমে ইবাদত সম্পর্কে অন্যান্য জাতি ও ধর্মের দৃষ্টিভঙ্গী আলোচনার 
পর ইসলামী ইবাদতের উদ্দেশ্য, তাৎপর্য, কল্যাণ ও সুফল সম্পর্কেও তিনি 
অত্যন্ত সারগর্ভ ও প্রজ্ঞাপূর্ণ আলোচনা পেশ করেছেন২ এবং প্রমাণ করে 
দেখিয়েছেন যে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লামই ছিলেন ন্যায় ও সত্যের 
এবং জ্ঞান ও গুণের আদর্শ মানব । তার পবিত্র সানিধ্যপ্রাপ্ত সাহাবা-ই কিরাম ও 
খোলাফায়ে রাশেদীন নিজেদের ব্যক্তি জীবনে, শাসন ক্ষেত্রে, খেলাফত 
পরিচালনায় এবং মানুষের সাথে আচার-আচরণে ইনসাফ ও সততার এবং ন্যায় 
ও ধার্মিকতার এমন সব উজ্জল দৃষ্টান্ত স্থাপন করে গেছেন যার বিন্দুমাত্র নজীর 
দুনিয়ার অন্য কোন জাতির ইতিহাসে খুঁজে পাওয়া যাবে না।৩ 
নবুওয়তে বিশ্বাসী মাত্রেরই মুহাম্মদী নবুওয়তের স্বীকৃতি প্রদান অপরিহার্য 

ইমাম ইবনে তায়মিয়া (র) অত্যন্ত যুক্তিসমৃদ্ধ ভাষায় দাবী করেছেন যে, 
নবুওয়তের হাকীকত ও প্রকৃতি এবং এর প্রয়োজনীয়তা ও অপরিহার্যতা সম্পর্কে 
সচেতন ব্যক্তির পক্ষে-তা যে নবীর অনুসারীই তিনি হোন-মুহাম্মদী নবুওয়তকে 
অস্বীকার করার কোন উপায় নেই। কেননা যে সকল প্রমাণ ও নিদর্শনের সাহায্যে 
পূর্ববর্তী নবুওয়তসমূহের সত্যতা প্রমাণ করা হয় সেগুলোর সাহায্যে নবুওয়তে 
মুহাম্মদীর সত্যতা আরো সহজেই প্রমাণ করা সম্ভব। যেমন, পূর্ববর্তী 
নবুওয়তসমূহের সত্যতা প্রমাণের জন্য মু*জিযা পেশ করা হলে আমরা বলব, 
পূর্ববর্তী নবীদের মু'জিযার তুলনায় রসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু ‘আলায়হি ওয়াসাল্লামের 
মু'জিযাসমূহ অধিক মহিমাবিত ও নূরপূর্ণ। তদুপরি সেগুলো এমন নিরবচ্ছিন্ন ও 
সন্দেহাতীত বর্ণনাসূত্র দ্বারা প্রমাণিত যা পূর্ববর্তীদের মু'জিযার ক্ষেত্রে অনুপস্থিত। 
তদ্রপ তার ওপর অবতীর্ণ কুরআন অন্যান্য আসমানী কিতাবের চেয়ে পূর্ণাঙ্গ এবং 
১. আল-জওয়াব, ৪ খৃ., পৃ. ৮২-৮২। 


১. আল-জওয়াব, পৃ. ১০৪-১১০। 
২. আল-জওয়াব, খণ্ড ৪. পু. ১১৯ ৷ 


www.almodina.com 


২৭৮ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 


তার উম্মত পূর্ববর্তী উম্মতের তুলনায় অধিকতর বৈশিষ্ট্য ও শ্রেষ্ঠত্বের অধিকারী 
এবং মুহাম্মদী শরীয়তের আহকাম ও বিধানসমূহ অধিক উপযোগী ও কল্যাণপ্রসূ। 
প্রকৃতপক্ষে নবুওয়তে মুহাম্মদী অস্বীকার করা সকল নবীর নবুওয়ত অস্বীকার 
করারই নামান্তর | কেননা তখন পূর্ববর্তী কোন নবুওয়তের সত্যতা প্রমাণ করাই 
দুঃসাধ্য হয়ে পড়বে। 


ইমাম ইবনে তায়মিয়া (র) বলেন, নবুওয়তে মুহাম্মদী সত্যতা অস্বীকার 
করে অন্যান্য নবীর নবুওয়ত প্রমাণ করতে চাওয়ার অর্থ হলো কোন শাস্ত্রের 
দ্বিতীয় সারির শান্ত্রবিদদের পাণ্ডিত্য ও প্রজ্ঞা মেনে নিয়ে উক্ত শাস্ত্রের স্থপতি ও 
আদিগুরুর শান্ত্রজ্ঞান ও শ্রেষ্ঠত্ব অস্বীকার করে বসা। এ প্রসঙ্গে ইমাম সাহেব 
কয়েকটি আকর্ষণীয় উদাহরণ টেনে বলেন £ 


এর অর্থ এই যে, কেউ বলল, (ইমাম আবূ হানীফার ছাত্র এবং হানাফী 
ফিকহের বিন্যাস ও খ্রন্থনাকারী) যুফার ও ইবনুল কাসিম, মুযানী উচু দরের 
ফকীহ হলেও আবু হানীফা, শাফিঈ ও মালিকের কোন ফিকাহ জ্ঞান ছিল না, 
কিংবা আখৃফাশ, ইবনুল আনবারী ও মুবাররাদ বিশিষ্ট আরবী ব্যাকরণবিদ 
ছিলেন, তবে খলীল, সীবাওয়ায়হ ও ফাররা ব্যাকরণের কিছুই জানতেন না। 
কিংবা মলকি ও মাসীহী প্রমুখ চিকিৎসা গ্রন্থ প্রণেতাদের তুলনায় বুকরাত ও 
জালিনুস চিকিৎসা শাস্ত্রের উল্লেখযোগ্য কোন ব্যক্তিত্ব নন। কিংবা দাউদ, 
সুলায়মান, য়ামলিখা, আকুস, দানিয়েল তো পয়গম্বর ছিলেন, কিন্তু মুহাম্মদ 
ইবন“আবদুল্লাহ নবী ছিলেন না; সেক্ষেত্রে শেষের স্ববিরোধী দাবীটি আগের 
গুলোর চেয়েও হাস্যকর হবে । সুতরাং হযরত মূসা ও “ঈসা (আ)-কে 
আল্লাহ্‌র রাসূল এবং তাওরাত ও ইঞ্জীলকে আসমানী কিতাব স্বীকার করে 
নিয়ে যে নরাধম মুহাম্মদ সাল্লাল্লাহু ‘আলায়হি ওয়া সাল্লামের নবুওয়তকে 
অস্বীকার করবে এবং ভআ্ঞাল-কুরআনের অমর্যাদা করবে, তাকে বদ্ধ উন্মাদ 
ছাড়া আর কিছু বলার উপায় থাকবে না। আল-কুরআন ও অন্যান্য আসমানী 
কিতাব যিনি অধ্যয়ন করেন, মুহাম্মদী নবুওয়তের প্রমাণ ও নিদর্শনসমূহ এবং 
পূর্ববর্তী নবুওয়তগুলোর প্রমাণ ও নিদর্শনসমূহ যার সামনে রয়েছে, সর্বোপরি 
মুহাম্মদী শরীয়ত ও অন্যান্য শরীয়তের মাঝে তুলনা করার মত বিচার শক্তি 
যার রয়েছে এ বক্তব্যের সাথে তিনি অবশ্যই একমত হবেন ।১ 

শরীয়তে মুহাম্মদীর সার্বজনীনতা 
'আল-জওয়াবের' শুরুতে ইমাম ইবনে তায়মিয়া (র) খ্রিস্টানদের বহুল 

আলোচিত যে দাবীটি উল্লেখ করেছেন সে সম্পর্কেও কিছু বলা উচিত মনে হয়। 

খ্রিস্টানদের দাবী এই যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলায়হি ওয়া সাল্লাম মরু 


১, আল-জওয়াব, খ. ১. পূ. ১৮১। 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ২৭৯ 
আরবের জন্যই ছিলেন । সুতরাং খ্রিস্টান জগত তার নবুওয়ত মানতে বাধ্য নয়। 
বর্তমান আরব খ্রিস্টানদের মাঝেও এ ধারণা দেখা যায়। এমন কি কিছুদিন যাবৎ 
ভারতবর্ষেও কোন কোন মহল থেকে প্রচার চালানো হচ্ছে যে, পরকালীন মুক্তির 
জন্য পূর্ববর্তী যে কোন ধর্মের পূর্ণাংগ অনুসরণই যথেষ্ট; একজন নিষ্ঠাবান য়াহুদী, 
খৃষ্টান বা অমুসলিমের জন্য নবুওয়তে মুহাম্মদীর উপর ঈমান আনা জরুরী নয়। 
বস্তুত এ ভ্রান্ত আকীদা ইসলামী দাওয়াতের বিশ্ব ব্যাপকতা এবং নবুওয়তে 
মুহাম্মদীর সার্বজনীন রূপের ওপর চূড়ান্ত আঘাতের শামিল | এ ধারণা সত্য হলে 
চিরদিনের জন্য ইসলাম প্রচারের দ্বার রুদ্ধ হয়ে যাবে এবং পৃথিবীর কোণে কোণে 
ইসলামের আলো ছড়িয়ে দেয়ার জন্য এ পর্যন্ত মুসলিম উম্মাহ যে ত্যাগ ও 
কোরবানী পেশ করেছে তা সম্পূর্ণ অর্থহীন প্রতিপন্ন হবে। খ্রিস্টানদের এ শয়তানী 
চক্রান্তের ভয়াবহ পরিণতি সম্পর্কে ইমাম ইবনে তায়মিয়া (র) পূর্ণ সচেতন 
ছিলেন। তাই এর দীাতভাঙা জওয়াব দিতে গিয়ে তিনি তার সবটুকু লেখনী শক্তি 
এতে ঢেলে দিয়েছিলেন । ফলে এই একটি মাত্র প্রসঙ্গ 'আল-জওয়াব' গ্রন্থের 
প্রথম খণ্ড ২৮ পৃষ্ঠ থেকে ২৩০ পৃষ্ঠা পর্যন্ত বিস্তৃত হয়েছে। বুদ্ধিবৃত্তিক ও যৌক্তিক 
দৃষ্টিকোণ থেকে এবং তথ্য ও উপাদানগত বিচারে এটাই একমাত্র পূর্ণাংগ ও 
সারগর্ভ আলোচনা যা একজন বিদগ্ধ 'আলিম ও মুতাকাল্িমের কলম 
আমাদেরকে উপহার দিয়েছে । সংশ্লিষ্ট সকল আয়াত ও সহী হাদীস এমন 
সুন্দরভাবে তিনি পরিবেশন করেছেন যে, অতঃপর মুহূর্তের জন্যও এ হাস্যকর 
ধারণার অবকাশ থাকে না যে, নবুওয়তে মুহাম্মদী আরব উপদ্বীপেই সীমাবদ্ধ ছিল 
এবং নবুওয়তে মুহাম্মদীর উপর ঈমান না এনেও মুক্তির কোন উপায় হতে পারে । 
একস্থানে তিনি লিখেছেন ঃ 

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলায়হি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন 8 

- ale ০৮৫ ৬1 ০১১১ LAS 45৩৪ ৬1) ৬০৪ dl 9৫ 
পূর্ববর্তী নবীরা নিজ নিজ গোষ্ঠীর জন্য প্রেরিত হতেন আর আমি প্রেরিত 
হয়েছি গোটা মানবজাতির জন্য । 


আল্লাহ্‌ পাক ইরশাদ করেছেন ঃ 

২/০ 441 | শশী ৯6511 411 ০5০ ctxt ৩ও 
হে লোক সকল! আমি তোমাদের সকলের জন্য প্রেরিত সেই আল্লাহ্র পক্ষ 
হতে যার নিরংকুশ আধিপত্য আসমান যমীনে বিস্তৃত ৷ 


আরো ইরশাদ হয়েছে ঃ 
= 15353 1১১১০ ০১ ২431 ০1১13 


www.almodina.com 


২৮০ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 
গোটা মানবতার জন্য সুসংবাদদাতা ও সতর্ককারীরূপেই আপনাকে আমি 
প্রেরণ করেছি। 
কুরআনুল করীমে যে সকল আয়াতে ইয়াহুদী, খ্রিস্টান, মুশরিক, পৌত্তলিক 
তথা জিন-ইনসানকে যতবার দাওয়াত দেয়া হয়েছে তার সংখ্যা গণনাও এক 
কষ্টকর কাজ। বস্তুত এটা এক সুস্পষ্ট ও দ্যর্থহীন ইসলামী ‘আকীদা যার 
জন্য স্বতন্ত্র প্রমাণ পেশ করার কোন প্রয়োজন নেই। রসূলুল্লাহ সাল্লাল্লাহ 
‘আল্লায়হি ওয়া সাল্লামের দাওয়াত ও তাবলীগের ঘটনাবলী এবং বিভিন্ন দেশ 
ও দেশনেতার নামে দূত ও পত্র প্রেরণের ইতিহাস আমাদের সামনে 
রয়েছে, রয়েছে ইয়াহুদী, খ্রিস্টান ও অগ্রনিপূজকদের বিরুদ্ধে লাগাতার 
জিহাদের সুদীর্ঘ ইতিহাস। সর্বোপরি রয়েছে মহাগ্রন্থ আল-কুরআন যা 
কিতাবীদের প্রতি ঈমানের আহ্বানসম্বলিত আয়াতে আয়াতে ভরপুর । এরপর 
কেমন করে এ কথা বলা চলে যে, আরব ছাড়া অন্য কোন জাতির প্রতি 
প্রেরিত রাসূল হওয়ার দাবী রাসূল নিজেও করেন নি?১ 
অন্যত্র তিনি লিখেছেন ৪ 
আরো কয়েকগুণ দলীল ও যুক্তি-প্রমাণ আমরা পেশ করতে পারি যা 
দ্র্থহীনভাবে প্রমাণ করে যে, খ্রিন্টানসহ সকল আহলে কিতাবের প্রতি 
নবীরূপে প্রেরিত হওয়ার ঘোষণা স্বয়ং রসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলায়হি 
ওয়াসাল্লাম দিয়েছেন। তিনি তাদের দাওয়াত দিয়েছেন এবং দাওয়াত 
অস্বীকারকারীদের বিরুদ্ধে জিহাদ করেছেন । সর্বোপরি উম্মতকেও দাওয়াত 
দিয়েছেন ও জিহাদের এ ধারা অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন। নবীর 
তিরোধানের পর সনদবিহীন ও ভিত্তিহীনভাবে উম্মত এ কাজ নিজে থেকে 
শুরু করেনি যেমন করেছে হযরত 'ঈসার পর তার নামধারী অনুসারীরা । 
কেননা নবীজীর ওফাতের পর তার শরীয়তে বিন্দুমাত্র সংযোজন, সংশোধন 
ও পরিবর্তনের অধিকার কারো নেই। মুসলমানদের আকীদা এই যে, 
আল্লাহ্‌ ও তার রসূল যা হালাল বা হারাম করেছেন তাই শুধু হালাল বা 
হারাম হতে পারে এবং আল্লাহ্‌ ও আল্লাহ্‌র রাসূল যা অনুমোদন করেছেন 
তাই শুধু শরীয়তের মর্যাদা পেতে পারে ।২ 
শী'আ মতবাদ খণ্ডন 
আহলে সুন্নতের 'আকীদা-বিশ্বাস এবং খোলাফায়ে রাশেদীন ও সাহাবায়ে 
কেরামের পবিত্রতা ও মর্যাদা রক্ষার উদ্দেশ্যে শী'আবাদের বিরুদ্ধে ইমাম ইবনে 
তায়মিয়া (র) বিভিন্ন সময় শক্ত হাতে কলম ধরেছেন । তবে শী'আবাদের বিরুদ্ধে 
২১১০৬1।9 ২৮১১|। ৮১১৫ ০৯৪১ Ul Ll 0৮১এনামে একটি 
স্বতন্ত্র গ্রন্থও তিনি লিখেছিলেন । আলোচ্য গ্রন্থ রচনার প্রেক্ষাপট এই যে, শী'আ 
১. আল-জওয়াব, খ. ১, পূ. ১১৫-১১৬ ৷ ২. আল-জওয়াব পূ. ১১৭-১৮। 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ২৮১ 
মতবাদ ও ইমামত সংক্রান্ত “আকীদা খণ্ডনের উদ্দেশ্য সমসাময়িক শী'আ 
‘আলিম ইবনু'ল-মুতাহহির ০।০317১.১৬ ১ ২-০1১৫4| ০৮৫১০ নামে বিরাট 
কলেবরের একটি বই লিখেছিলেন । প্রসঙ্গত উল্লেখ্য যে, কিতাবটি মূলত তিনি 
লিখেছিলেন তার ভক্তিভাজন তাতারী সম্রাট ওয়ালিজা খোদাবান্দা খানের 
উদ্দেশ্যে যিনি তার তাবলীগ ও মেহনতের সুবাদে শী'আবাদ গ্রহণ করেছিলেন । 
হাতে হাতে কিতাবটি সিরিয়াতে এসে পৌছল এবং ইবনে তায়মিয়া (র)-র 
নজরেও পড়ল । শী'আদের বড় গর্ব ছিল যে, আহলে সুন্নতের কোন “আলিমের 
পক্ষেই এ কিতাবের জওয়াব দেয়া সম্ভব নয়। হযরত আলী (রা) এবং আহলে 
বায়তের ইমামত ও ইসমত (নিম্পাপতা), প্রথম তিন খলীফার খেলাফতের 
অবৈধতা এবং সাধারণভাবে সকল সাহাবার চরিত্র হনন এই ছিল কিতাবের 
প্রধান আলোচ্য বিষয়। হযরত আলী (রা) সহ বার ইমামের ইমামত ও 
“ইসমতের তথাকথিত "আকীদাকে কুরআনের বিভিন্ন আয়াত এবং হাদীসের 
বিভিন্ন রেওয়ায়াত দ্বারা প্রমাণ করার এতে অপচেষ্টা চালানো হয়েছিল। এমনকি 
তিন খলীফাসহ সকল সাহাবার চরিত্র হননের ক্ষেত্রে ইতিহাস গ্রন্থের পাশাপাশি 
কুরআন হাদীসের আয়াত ও রেওয়ায়াত ব্যবহারের ধৃষ্টতাও এতে দেখানো 
হয়েছিল। সত্যি বলতে কি, গ্রন্থকার তার মেধা, প্রজ্ঞা, যুক্তিপ্রয়োগ ক্ষমতা এবং 
গভীর জ্ঞান ও পাপ্তিত্যের মহড়া দিতে বিন্দুমাত্র কসুর করেন নি। তার ধারণায় এ 
গ্রন্থ রচনার মাধ্যমে শী'আবাদের পক্ষ থেকে আহ্‌লে সুন্নতের ‘আলিম সমাজকে * 
শেষ কথা’ বলে দেওয়া হয়েছে। সাধারণ উত্তরসূরী শী'আদের মত গ্রন্থকারও 
উসূল ও আকীদার ক্ষেত্রে মু'তাযিলাপন্থী ছিলেন। তাই যাত ও সিফাত তথা 
আল্লাহ্র গুণ ও সত্তা এবং আহলে সুন্নতের ‘আকীদা ও মৌল বিশ্বাস সম্পর্কেও 
তিনি বিশদ আলোচনা করেছেন এবং তাতে দর্শন ও কালামশাস্ত্রের সৃষ্ষ্প ও জটিল 
বিষয়ের অবতারণা করেছেন। এ ছাড়া 'আকায়েদ, তাফসীর, হাদীস ও 
ইতিহাসসহ বিভিন্ন শাস্ত্রীয় আলোচনায় ও জটিল তত্ত্-কথায় বইটি ছিল ভরপুর । 
সুতরাং একজন সর্বজ্ঞান-বিশারদ পণ্ডিত ব্যক্তির পক্ষেই এ কিতাবের সমুচিত 
জওয়াব লেখা সম্ভব ছিল। দুর্ভাগ্যক্রমে শী'আগ্রন্থকাররা জাল হাদীস বর্ণনার 
ব্যাপারে বেশ সিদ্ধহস্ত ছিলেন। অন্যদিকে হাদীস শাস্ত্রের এত বিস্তৃতি ঘটেছিল 
এবং হাদীস সংকলনের এমন বিরাট ভাণ্ডার গড়ে উঠেছিল যে, সমালোচনা 
বিজ্ঞান এবং রিজাল-শান্ত্রের নীতিমালার আলোকে হাদীসের চুলচেরা বিচার- 
বিশ্লেষণের কাজ খুবই জটিল ও দুরূহ হয়ে পড়েছিল । সুতরাং এ খিদমত আঞ্জাম 
দেয়া এমন ব্যক্তির পক্ষেই সম্ভব ছিল, হাদীস ও রিজাল শাস্ত্রের গোটা ভাণ্ডার যার 
নখদর্পণে রয়েছে এবং সূত্র, বর্ণনা ও বরাতের ক্ষেত্রে যাকে প্রতারিত করা সম্ভব 
নয় কিছুতেই ৷ সেই সাথে ইসলামের ইতিহাস সম্পর্কেও থাকতে হবে তার 
সুগভীর জ্ঞান যাতে প্রথম দৃষ্টিতেই গ্রন্থকারের এতিহাসিক বিচ্যুতি ও মিথ্যাচার 


www.almodina.com 


২৮২ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 


তার কাছে ধরা পড়ে যায় এবং কোন জাল বর্ণনাই তার কাছে ছাড় না পায় । এটা 
সপ ইতিহাসের সুবিশাল ভাণ্ডার থেকে উপাদান সংগ্রহ করে যে 

ব্ক্তিকেই কলংকিত করে দেখানো সহজ । কিন্তু তার পক্ষ 
পেরে দার ভাই ODN EAT Em FACTOR লেপন 
হচ্ছে শী'আদের প্রিয়তম বিষয় এবং মেধা ও প্রতিভা প্রয়োগের উর্বরতম ক্ষেত্র । 


বলা বাহুল্য যে, ইমাম ইবনে তায়মিয়া (র)-ই ছিলেন সেই যোগ্যতম 
ব্যক্তি। কেননা তিনি ছিলেন সে যমানার আমীরু'ল-মু'মিনীন ফি'ল-হাদীস। 
হাদীস ও রিজাল শাস্ত্রের গোটা গ্রন্থাগার তার সামনে ছিলো উন্মুক্ত । আর তার 
সম্পর্কে বিদগ্ধজনদের মন্তব্য হলো $ যে হাদীস সম্পর্কে ইমাম ইবনে তায়মিয়া 
(র) “জানিনা বলেন, আদতে সেটা হাদীসই নয় । সুতরাং আহলে সুন্নাতের পক্ষ 
থেকে আলোচ্য কিতাবের সমুচিত জবাব লেখার জন্য ইমাম ইবনে তায়মিয়া 
(র)-কে জোর অনুরোধ জানানো হলো। দীন ও ‘ইলমের বড় সৌভাগ্য যে, 
সাহাবা চরিত্র হননের এ ভয়ংকর ফিতনা প্রতিরোধে গোটা উম্মাহর পক্ষ থেকে 
কলম হাতে ইমাম ইবনে তায়মিয়া (র) এগিয়ে এলেন এবং আলোচ্য শী'আ 
গ্রন্থের রচনালগ্নেই এমন দীতভাঙা জওয়াব লিখলেন যা তার পরবর্তীকালের 
কোন “আলিমের পক্ষে বলতে গেলে দুঃসাধ্যই হতো । এখন যে কেউ এ বিষয়ে 
কলম ধরবেন তাকে মূলত ইবনে তায়মিয়া র)-র ভাণ্ডার থেকেই রসদ সং 
করতে হবে। 

“মিনহাজু'স-সুন্নাহ'৯ নামে ইমাম ইবনে তায়মিয়া (র)-র এ জওয়াবী গ্রন্থ 
তার রচনা-সমগ্রে এক বিশিষ্ট মর্যাদার অধিকারী | ইবনে তায়মিয়ার বিদগ্ধ জ্ঞান, 
প্রজ্ঞাপূর্ণ দূরদৃষ্টি, জাগ্রত মেধা এবং অধ্যয়নের ব্যাপ্তি ও পরিপক্কতা সম্পর্কে 
জানতে হলে এ বইটি অবশ্যই পড়ে দেখতে হবে। ইবনুল-মুতাহহিরের 
‘মিনহাজুল কারামা' থেকে উদ্ধৃতি পেশ করে যখন তিনি জবাবী কলম ধরেন 
আর তীর ধর্মীয় মর্যাদাবোধ উদ্দীপ্ত হয়ে ওঠে, জ্ঞান সমুদ্রে উত্তাল তরঙ্গ জাগে 
এবং হাদীস, তাফসীর ও ইতিহাস সংক্রান্ত তথ্য উপাদানের ঢল নামে, তখন 
স্বতঃস্কুর্তভাবেই প্রতিপক্ষকে বলতে ইচ্ছা করে $ 


১১ ১১৯৯১ ৮৯৯১১১১১১১০ ১৯ 5 এ একি 
(১০১৭1) S322 
হে পিপীলিকা দল! গর্তে ঢুকে পড়, সুলায়মান ও তার বাহিনী নিজেদের 
অজান্তেই হয়ত তোমাদের পিষে ফেলবে। [সূরা নমল, আয়াত-১৮] 


১. চার খণ্ডের এই বইটির মোট পৃষ্ঠা সংখ্যা ১২১৪ । ১৩২২ হিজরীতে শেখ মুস্তফা আল-বাবরী 
তত্ত্বাবধানে মিসরের আমীরিয়া প্রকাশনা থেকে ছাপা হয়েছে আল্লামা যাহবী আল-মুনতাকা 
নামে বইটির সংক্ষেপ করেছেন । অতি সম্প্রতি শেখ মুহাম্মদ লতীফের উদার পৃষ্ঠপোষকতায় 
এবং মুহিববুদ্দীন আল-খতীবের তন্তাবধানে মিসর থেকে প্রকাশিত হয়েছে 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ২৮৩ 
গ্রন্থ রচনার অন্তর্গত কারণ 


মিনহাজু’স-সুন্নাহ গ্রন্থের রচনা কর্মে ইমাম ইবনে তায়মিয়া (র)-র হাত 
দেওয়ার মূল কারণ হলো, মিনহাজু'ল-কারামার লেখক ইবনু'ল-মুতাহ্হির 
খুলাফায়ে রাশেদীনসহ প্রথম সারির বিশিষ্ট সাহাবা-ই কিরামের বিরুদ্ধে নগ্ন 
ভাষায় বিষোদগার করেছেন এবং তাদেরকে নিকৃষ্টতম মানুষ প্রমাণ করার 
অপচেষ্টা চালিয়েছেন। অথচ আহলে সুন্নাতের ইমাম ইবনে তায়মিয়ার মতে 
ঈমান ও ধার্মিকতায় এবং চরিত্র ও নৈতিকতায় নবীদের পর তারাই হলেন 
শ্রেষ্ঠতম মানব । তাদের বিরুদ্ধে মুখ খোলার অর্থ হলো ইসলামের ভিত্তিমূলে 
আঘাত হানা, নবুওয়তে মুহাম্মদীকে অসফল প্রমাণিত করা এবং কুফর ও 
ধর্মত্যাগের মহা ফেতনার দরজা খুলে দেওয়া । এক স্থানে তিনি লিখেছেন ৪ 
এ পাষণ্ড যদি সেই মহামানবদের চরিত্রে হামলা না চালাত যারা হলেন 
আহলুল্লাহ্দের পথিকৃত, মানবজাতির পথ-প্রদর্শক এবং নবীদের পর 
আল্লাহ্‌র শ্রেষ্ঠ সৃষ্টি, হামলাও এমন নির্দয় ও জঘন্য যা কাফির ও 
মুনাফিকদের হাতে অস্ত্র তুলে দিয়ে এবং ঈমানদারদের অন্তরে সন্দেহ ও 
দুর্বলতা সৃষ্টি করে দীন ও ইসলামের সর্বনাশ সাধনের শামিল, তা না হলে 
সমালোচনার মাধ্যমে এ ব্যক্তির স্বরূপ তুলে ধরার কোন গরজ আমাদের 
থাকত না। আল্লাহ্‌ পাক তার ও তার সমমনাদের উপযুক্ত বদলা বিধান 
করুন। 


শী“আদের কথামতে ইয়াহুদী ও খ্রিস্টানরাই উত্তম 
সাহাবাদের চরিত্র হনন এবং তাদের হেয় প্রতিপন্ন করার ঘৃণ্য শীআ 
মানসিকতার আলোচনা প্রসঙ্গে তিনি লিখেছেন ঃ 
উম্মতে মুহাম্মদী হলো শ্রেষ্ঠ উম্মত। তাদের মাঝে প্রথম যুগের মুসলমানগণ 
হলেন শ্রেষ্ঠতম । উত্তম ইলম ও উত্তম ‘আমলের ক্ষেত্রে তারা ছিলেন সবার 
ওপরে । কিন্তু দুঃখের বিষয় এই যে, কুচক্রীরা সম্পূর্ণ ভিন্ন চিত্র অঙ্কন 
করেছে। তাদের বিবরণ থেকে মনে হয়, এই পুণ্যাত্বাদের যেমন হক ও 
সত্যের জ্ঞান ছিল না, তেমনি হকের অনুগতও তারা ছিলেন না: বরং তাদের 
অধিকাংশই জেনেশুনে হকের বিরোধিতা করতেন এবং জালিমদের সাথে 
হাত মেলাতেন। কেননা সত্যের নাগাল পাওয়ার মত 'চিন্তাশক্তি' তাদের 
ছিল না। চিন্তা শক্তিকে যারা কাজে লাগায় না, দুনিয়ার মোহ এবং প্রবৃত্তির 
কেউ খাহেশের কারণেই খিলাফতের দাবীদার হয়েছিলেন । তাদের এ সকল 


www.almodina.com 


২৮৪ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 
কথার অনিবার্য অর্থ এই দাড়ায় যে, নবীর ওফাতের পর গোটা উম্মত 
গোমরাহীতে ডুবে গিয়েছিলো । কেউ হিদায়াতের পথে ছিলো না। সুতরাং 
স্বীকার. করতেই হবে যে, ইয়াহুদী ও খ্রিস্টান জাতি (ইয়াহুদী ও খ্রিস্ট ধর্মের 
বিকৃতি সত্তেও) সাহাবাদের চেয়ে উত্তম ছিলেন। কেননা কুরআন শরীফে 
আছে ঃ 

(২৪1১51)- Ld 423 ৩৯০০ ৩১2 El FF তত ০৩ 
মূসার কওমে এমন এক জামাআত রয়েছে, যারা সত্যের পথ বাতলে দেয় 
এবং সে মুতাবিক ইনসাফ করে । সূরা আ'রাফ; 
রসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলায়হি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, ইয়াহুদী ও 
খ্রিস্টান জাতি সত্তরের অধিক ফিরকা হবে, তার মধ্যে একটি দলই শুধু 
নাজাত পাবে। কিন্তু শীআদের কথা মেনে নিলে রসূলুল্লাহ সাল্লাল্লাহু 
“আলায়হি ওয়া সাল্লামের ওফাতের পর হক ও ইনসাফের ওপর অবিচল 
একটি দলও বিদ্যমান ছিল না। আর সর্বোত্তম যুগের এই অবস্থা হলে 
পরবর্তীদের তো কোন প্রশ্নই আসে না। সুতরাং স্বীকার করতেই হবে যে, 
ধর্ম বিকৃতির অপরাধ সত্ত্বেও ইয়াহুদী ও খ্রিস্টান জাতি এই উম্মতের চেয়ে 
উত্তম । অথচ এই উম্মতের প্রশংসা করেই আল-কুরআনে ইরশাদ হয়েছে ঃ 

- ৬১১১৭ ০৯১৯। ২১1১৯ mS 


তোমরাই শ্রেষ্ঠ উম্মত, মানুষের হিদায়াতের জন্য তোমরা উথ্থিত।১ 


উম্মতের শ্রেষ্ঠরা শীআদের চোখে নিকৃষ্ট 

অন্যত্র তিনি লিখেছেন £ 

নবী-রসূলদের পর শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী এই জামাআতকে যাদের 
শ্রেষ্ঠত্বের সনদ দিয়েছে খোদ আল-কুরআন-শী“আপন্থীরা উম্মতের নিকৃষ্টতম 
জামা'আত প্রমাণ করে ছেড়েছে। তাদের সুমহান চরিত্রে জঘন্যতম অপবাদ 
আরোপ করা হয়েছে। এমন কি তাদের সুকর্মগুলোকেও কুকর্মদূপে তুলে 
ধরা হয়েছে। পক্ষান্তরে প্রবৃত্তির পূজারীর নামধারী মুসলমানদেরকে যাদের 
চেয়ে বড় মূর্খ, অত্যাচারী, মিথ্যাচারী, পাপাচারী এবং ঈমানের নূর ও 
হাকীকত থেকে বঞ্চিত আর কেউ নেই-উম্মতের উত্তম ও শ্রেষ্ঠ 
জামা'আতরূপে তুলে ধরা হয়েছে । এভাবে গোটা উম্মাহকে কাফির বা 
গোমরাহ আখ্যায়িত করে নিজেদের ক্ষুদ্র দলটিকেই শুধু সত্যপন্থী বলে দাবী 
করা হচ্ছে। 


১. এ, খণ্ড ১, পৃ. ১৫২। 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ২৮৫ 
একটি উদাহরণ 

তারা সেই ব্যক্তির মতো যাকে বিরাট বকরী-পালের মালিকের পক্ষ থেকে 
বলা হলো £ 'এ-পালের সবচেয়ে তাজা বকরীটি কুরবানীর জন্য আমাকে 
বেছে দাও।' কিন্তু সে সবচেয়ে দুর্বল ও কংকালসার বকরীটি বেছে বের 
করল যাতে না আছে গোশ্ত, না আছে চর্বি। উপরস্তু সেটাকেই সে পালের 
সেরা বকরী বলে দাবী করে বলল, এটাকেই কুরবানী করা উচিৎ। পালে 
আর যা দেখছো এগুলো বকরীই নয়, শুয়োর। কুরবানী করা দূরের কথা 
এগুলো মেরে ফেলাই উচিত। 


ইমাম শা*বীর মন্তব্য 

ইমাম শা'বী (র)-র মন্তব্য উদ্ধৃত করে ইমাম ইবনে তায়মিয়া (র) 
লিখেছেন যে, ইয়াহুদী-খ্রিস্টানরা তাদের নবীদের ফযীলত ও মর্যাদা সম্পর্কে 
রাফিযীদের চেয়ে বেশী সচেতন । ইয়াহুদীদেরকে জিজ্ঞেস করা হলো $ তোমাদের 
মাঝে সর্বোত্তম কারা? তারা বললো, হযরত মূসার শিষ্যরা । অনুরূপভাবে 
খ্িস্টানদেরকে জিজ্ঞেস করা হলে তারা বলল, হযরত “ঈসার শিষ্যরা । পক্ষান্তরে 
রাফিযীদের প্রশ্ন করা হলো, তোমাদের মাঝে নিকৃষ্টতম কারা? তারা বলল, 
মুহাম্মদ সাল্লাল্লাহু “আলায়হি ওয়া সাল্লামের সাহাবারা । তখন ভদ্রলোকদেরকে 
সাহাবাদের জন্য মাগৃফিরাত প্রার্থনার অনুরোধ করা হলো । কিন্তু তারা তাদের 
প্রতি মুখ খারাপ করল ।১ 


প্রথম সারির মুসলমানদের প্রতি বিদ্বেষ আর কাফিরদের সাথে সখ্যতা 
রাফিযীদের স্বভাব এই যে, মুসলমানদের পরিবর্তে ইয়াহুদী, খ্রিস্টান ও 


মুশরিকদের সাথেই তারা হাত মিলিয়ে থাকে । তাদের সাথে সখ্যতা গড়ে 
তুলতেই তারা অধিক আগ্রহী । বলুন তো, শীর্ষস্থানীয় আনসার ও মুহাজিরদের 
প্রতি বিদ্বেষ পোষণকারী এবং কাফির ও মুনাফিকদের সাথে সখ্যতা 
স্থাপনকারীদের চেয়ে অধিক গোমরাহ আর কে হতে পারে?” 
ঃপর কাফিরদের সাথে শী'আদের সখ্যতা ও দহরম-মহরমের ঘটনাবলী 
উল্লেখ করে ইমাম ইবনে তায়মিয়া (র) লিখেছেন ৪ 
কাফিরদের সাথেই তাদের অধিকাংশের অন্তরঙ্গতা | মুসলমানদের চেয়ে 
তাদের সাথেই তাদের অধিক ঘনিষ্ঠতা । তাই পূর্বদিক থেকে যখন তাতারী 
হামলার সয়লাব এল এবং খুরাসান, ইরাক, সিরিয়া ইত্যাদি অঞ্চলে খুনের 


১. এ, খণ্ড ১, পৃ. ৬। 
২. এ, খণ্ড ২, পৃ. ৮৩। 


www.almodina.com 


২৮৬ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 

দরিয়া বয়ে গেল তখন শী'আ রাফিযীরা ছিল তাদের দোসর ও 
সাহায্যকারী । তদ্রপ হলবের শী'আরাও মুসলমানদের বিরুদ্ধে শত্রুদের মদদ 
যোগানোর কাজে ছিল বেশ তৎপর । সিরিয়াতেও খ্রিস্টান হানাদারদের 
রাফিষীরা মদদ যুগিয়েছে । তোমরা দেখে নিও, ইরাক কিংবা অন্য কোথাও 
ইয়াহুদী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে এই শী'আ রাফিযীরাই হবে তাদের বিশ্বস্ত 
মিত্র। মোট কথা, মুসলমানদের বিরুদ্ধে কাফির, মুশরিক, ইয়াহুদী ও 
খ্রিষ্টানদের মদদ যোগানোর জন্য সব সময় এরা এক পায়ে খাড়া ।১ 


ঘৃণ্য সাম্প্রদায়িক মানসিকতা 
'মিন্হাজু'ল-কারামা' গ্রন্থে এক স্থানে খাজা নাসিরুদ্দীন তুসীর নাম নিতে 
গিয়ে ভক্তি গদগদ ভাষায় ইবনু'ল-মুতাহহির লিখেছেন ঃ 
১০৯০ ১৪4]।৩ SAG Ul ১১৮০১ ২৯1৯৯ 5০১) ০০০১) 0১৮ 
- 4১5) 4111 5৮৪ wy ০১০০৯] ৩১১ 
্রন্থকারের এ অর্থপূর্ণ ভক্তি প্রদর্শন ইমাম ইবনে তায়মিয়া (র)-র ঈমানী 
জযবার আগুনে যেন তেল ছিটিয়ে দিল। 
আব্বাসী খলীফার হত্যাকাণ্ড এবং বাগদাদের গণহত্যায় তুসীর ঘৃণ্য ভূমিকা 
এবং তার নাস্তিক্যবাদী 'আকীদা ও চিন্তাধারার বিশদ বিবরণ তুলে ধরে সীমাহীন 
ক্ষোভের সাথে তিনি লিখেছেন ঃ 
কী আশ্চর্য! এ লোক হযরত আবূ বকর, ওমর, ‘উছমান (রা) সহ শীষস্থানীয় 
সাহাবা এবং পরবর্তী যুগের ইমাম, ‘আলিম ও মুজতাহিদদের শানে চরম 
ধৃষ্টতা প্রদর্শন করছে। নির্দ্বিধায় তাদের পৃত-পবিত্র চরিত্রে জঘন্য কলংক 
লেপন করছে। এমনকি মুখ বাকা না করে তাদের নামটা পর্যন্ত সে নিতে 
রাযী নয় । অথচ ইসলামের এক প্রকাশ্য দুশমনের নামে সে বিতরণ করছে 
১৮-০১। ১৮০১। ৮১৯ -এর মত রাশভারি খেতাব! তার জন্যই কিনা 
কামনা করছে রহমত । অথচ এই তুসীর “আকীদা ও চিন্তাধারা সম্পর্কে 
কুফরীর ফতোয়া সে নিজেই জারী করেছে। এমন “এক চোখ অন্ধ’ যারা 
তাদের লক্ষ্য করেই বুঝি আল-কুরআন ইরশাদ করেছে £ 
DAL Lu 041 ৩৮ ৮৯১1591০৯10 711 
1৯০। lo ৬--৯। ০১3১৯113১৮5 ০৪৯] ০1১০৩ ০০৮৮5 
1১১০ 44৯১ Sh Ul ৮৮০ ৩১৪ 4441141০211 4431 7 ১০০ 


১. এ. খণ্ড ২, পৃ. ৮৪ । 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ২৮৭ 


তুমি তাদের দেখনি, যাদের দেওয়া হয়েছিল কিতাবের কিছু অংশ; তবুও 
তারা মূর্তি ও তাগুতে ঈমান রাখে, আর কাফিরদের সম্পর্কে বলে যে, এরা 
মুসলমানদের চেয়ে অধিক হিদায়াতপ্রাপ্ত। এদের ওপরই তো আল্লাহ্‌র 
লা'নত নাযিল হয়, আর আল্লাহ্‌র লা'নত যাদের ওপর তাদের বাচানেওয়ালা 
কেউ নেই।১ [নিসা  আয়াত-৫১-৫২] 


শী'আদের আজব ভেলকি 
শী'আদের একটি সুপরিচিত মুদ্রাদোষ সম্পর্কে ইমাম ইবনে তায়মিয়া (র) 
লিখেছেন যে, নবীদের সাথে নসব ও রক্তসূত্রে সম্পর্কিত (উর্ধ্বতন ও অধস্তন) 
পুরুষদের অর্থাৎ তাদের পিতা-মাতা ও সন্তান-সন্তৃতির প্রতি যথেষ্ট শ্রদ্ধা প্রদর্শন 
করলেও তাদের জীবন-সঙ্গিনী ও স্ত্রীদের শানে তারা চরম ধৃষ্টতা প্রদর্শনপূর্বক 
লাগামহীন অপবাদ আরোপ করে থাকে । এটা মূলত তাদের ঘৃণ্য প্রবৃত্তি ও জঘন্য 
সাম্প্রদায়িক মানসিকতারই বহিঃপ্রকাশ । তাই হযরত ফাতিমা (রা) এবং 
হাসান-হুসায়ন ভ্রাতৃদ্বয়কে সম্মান করলেও উন্মু'ল-মু'মিনীন হযরত আয়িশা 
(রা)-র শানে এরা চরম গোস্তাখী করে এবং তার চরিত্রে কলংক লেপন করে ।২ 
আরো মজার ব্যাপার এই যে, মুহাম্মদ ইবন আবূ বকর (রা)-এর প্রতি এরা 
ভক্তিতে গদগদ, অথচ তার পিতা হযরত আবূ বকর (রা) সম্পর্কে মুখে গালির 
খৈ ফোটে ৷ ইমাম ইবনে তায়মিয়া (র) লিখেছেন ঃ 
মুহাম্মদ ইবন আবূ বকরের প্রতি এরা মাত্রাহীন ভক্তি দেখায় । অবশ্য হযরত 
উছমান (র)-এর বিরুদ্ধে গোলযোগ সৃষ্টিতে শরীক সকলের প্রতিই এদের 
এ ভক্তি উচ্ছাস। তদ্রুপ গৃহযুদ্ধে হযরত আলী (রা)-র পক্ষ সমর্থক সকলেই 
তাদের ভূয়সী প্রশংসা পেয়েছে। এমনকি মুহাম্মদ ইবন আবূ বকরকে তারা 
পিতা আবূ বকর (রা)-এর ওপর শ্রেষ্ঠত্ব দিয়ে দেয় । আরো মজার ব্যাপার 
এই যে, নবী করীম সাল্লাল্লাহু “আলায়হি ওয়া সাল্লামের পর উম্মতের শ্রেষ্ঠ 
ব্যক্তি যিনি, তার নামে তারা অভিসম্পাত দেয় মুখ ভরে । অথচ যার ভাগ্যে 
নবী সান্নিধ্য কিংবা অন্য কোন গৌরব জোটেনি কখনো তার প্রশংসা করে 
মনভরে | নবী-নসবের প্রতি ভক্তি প্রদর্শনে এ ধরনের অদ্ভুত সব স্ববিরোধিতা 
রয়েছে তাদের ।৩ 


সাহাবা-বিদ্বেষ মনের মলিনতার প্রমাণ 
ইমাম ইবনে তায়মিয়া (র) লিখেছেন £ 


১. এ, পৃ. ৯৯-১০০। 


১. মিনহাজুস-সুন্নাহ, খণ্ড ২, পৃ. ১৯৩। 
২. এ. পৃ. ২০০-২০০১। 


www.almodina.com 


২৮৮ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 


নবীদের পরে যারা শ্রেষ্ঠ মু'মিন এবং আল্লাহ্র পথের অগ্রপথিক তাঁদের প্রতি 
ঘৃণা ও বিদ্বেষ পোষণ করা হৃদয়ের মারাত্মক পচন ও ব্যাধিরই প্রমাণ । তাই 
মালে গনীমতে তারাই শুধু হিস্সা পাবে যাদের অন্তরে আনসার ও মুহাজির 
তথা অগ্রসারির মুসলমানদের প্রতি বিদ্বেষ নেই, আছে নিখাদ ভালবাসা ও 
সুগভীর শ্রদ্ধা, যারা তাদের জন্য মহান প্রতিপালকের দরবারে দু'আ করে, 
মাগফিরাত প্রার্থনা করে ঃ 
(১১৯১১৮4১৯৮৪ ৮১ ১১৯1১৬০১৮৮১ ১০ 15১৮৯ ly 
১ 1৯০। ১24 ১০ 05515 ভাই ৩৮ ১3 ০৮৪১৪ 0৬১০০ wl 
- 2৯১ ৪৪১১ bl 
এবং তাদের জন্যও যারা পূর্ববর্তী (মুহাজির)-দের পরে এসেছে, তারা 
প্রার্থনা করে, হে আমাদের প্রতিপালক! আমাদেরকে এবং আমাদের পূর্বে 
যারা ঈমান এনেছে তাদেরকে ক্ষমা করে দিন। ঈমানদারদের প্রতি 
আমাদের অন্তরে যেন বিদ্বেষ না থাকে (সে তাওফীক দান করুন)। হে 
আমাদের প্রতিপালক! নিঃসন্দেহে আপনি মেহেরবান, করুণার আধার । 
[সূরা হাশর 8 আয়াত-১০] 
দুই সাহাবা-প্রধানের প্রতি বিদ্বেষ 
হযরত আবূ বকর (রা) ও ওমর (রা)-এর প্রতি বিদ্বেষ পোষণ এবং তাদের 
মহান চরিত্রে কলংক লেপন কেবল দু'ধরনের ব্যক্তির পক্ষেই সম্ভব৷ প্রথমত, 
ইসলাম-বিদ্বেষী মুনাফিক যাদের মূল উদ্দেশ্যই হলো দুই মহান সাহাবার 
চরিত্র হননের ছিদ্রপথে রসূল সাল্লাল্লাহু ‘আলায়হি ওয়া সাল্লাম ও তার 
দীনকে অপবাদ দেওয়া । রাফিযীদের আদি গুরু এই দলের অন্তর্ভুক্ত ছিল। 
বাতেনী ফিরকার দলনায়কদেরও একই অবস্থা ছিল। দ্বিতীয়ত, সেই মূর্ধের 
দল যারা চরম মূর্খতা ও প্রবৃত্তি সেবার কারণে অন্ধত্বের শিকার হয়েছে। 
এটা সাধারণ শী“আদের অবস্থা অর্থাৎ যাদের অন্তরে ঈমান বিদ্যমান 
রয়েছে। 


রিসালতের প্রতি অপবাদ 
মুসলমান মাত্রই সন্দেহাতীতভাবে জানে যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলায়হি 
ওয়া সাল্লামের সাথে হযরত আবূ বকর, ওমর ও উছমান (রা)-এই তিন 
সাহাবা প্রধানের বিশেষ সুসম্পর্ক বিদ্যমান ছিল। তিনজনই তার বিশেষ 
নৈকট্যপ্রাপ্ত ছিলেন । এমন কি তার সাথে তাদের আত্মীয়তার সম্পর্কও ছিল। 
প্রথম দু'জনের কন্যা তার পুণ্যবতী স্ত্রীদের অন্তর্ভুক্ত ছিলেন। পক্ষান্তরে 
অপরজন ছিলেন একে একে তার দুই কন্যার ভাগ্যবান স্বামী । কোথাও 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ২৮৯ 


এমন কোন প্রমাণ নেই যে, তিনি তাদের নিন্দা করেছেন কিংবা অভিসম্পাত 
দিয়েছেন; বরং সুপ্রমাণিত সত্য এই যে, সর্বান্তকরণে তাদের তিনি 
ভালোবাসতেন এবং তাদের সততা, ধার্মিকতা, আন্তরিকতা ও নিঃশর্ত 
আত্মনিবেদনের প্রশংসা করতেন । এমতাবস্থায় হয় আমাদের স্বীকার করতে 
হবে যে, নবীর জীবদ্দশায় ও পরে তিন সাহাবা-প্রধান বাহ্যিক ও আন্তরিক 
উভয় দিক থেকেই সৎ ও বিশ্বস্ত ছিলেন এবং ঈমান ও আমলে খাঁটি ছিলেন, 
নতুবা নবীর জীবদ্দশায় ও পরে ঈমান ও আমলে তারা কপট ছিলেন । এই 
কপটতা সত্ত্বেও রাসূল (সা) কেন তাদেরকে এমন স্নেহ ও নৈকট্য দান 
করেছিলেন? এর দু'টি ব্যাখ্যা হতে পারে। তাদের মনের কপটতা তার 
অগোচরে ছিল কিংবা জেনে-শুনেও তোষামোদের কৌশল তিনি অবলম্বন 
করেছিলেন । উভয় ক্ষেত্রেই নবী চরিত্র কলংকিত হবে। এমনকি তার 
নবৃওয়তের সত্যতাও হবে প্রশ্নের সম্মুখীন । অবস্থাটি হবে কবির ভাষায় ৪ 

২০০৪৪115854 HEE CRS BF 

- ৮51 ২4১৮৪ ৬৬১১০ ০৮৪ ly 
‘জানা ছিলো না, যদি বল তাহলেও বিপদ; আর যদি বল যে, তুমি জানতে 
তাহলে তো মহাবিপদ ৷' 
পক্ষান্তরে যদি বলা হয় যে, নবীর জীবদ্দশায় তারা সত্যে অবিচল ছিলেন, 
পরে তাদের বিচ্যুতি ঘটেছিল তাহলে স্বীকার করতে হবে যে, সাহাবাদের 
বিশেষত অগ্রসারির সাহাবাদের ঈমান ও আমল এবং জীবন ও চরিত্র গঠনে 
আল্লাহ্‌র রাসূল সম্পূর্ণ ব্যর্থ হয়েছিলেন । যে নবীকে ওহীযোগে অতীত ও 
আগামী ইতিহাসের “ইল্ম দান করা হয়েছিল, কী আশ্চর্য! তিনি তার 
বিশিষ্টতম সাহাবাদের ভবিষ্যত ধর্মচ্যুতির কথাটাই জানতে পারলেন না! 
উম্মতকে এ সম্পর্কে সতর্ক করে যাওয়াই তার দায়িত্ব ছিল যেন অজ্ঞতাবশত 
তাদেরকে খলীফা মনোনীত করে উম্মত বিভ্রান্ত না হয়। যে নবীকে সকল 
ধর্মের ওপর তার ধর্ম বিজয়ী হবে এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তার 
বিশিষ্টতম সাহাবারা কিভাবে মুরতাদ হতে পারেন! এসব কথা বলে 
রাফেযীরা আসলে রসূল (সা)-এর মহান ব্যক্তিত্বকেই ক্ষত-বিক্ষত করতে 
চেয়েছে। সুকৌশলে মানুষের অন্তরে তারা এ ধারণা দিতে চেয়েছে যে, রসূল 
আদর্শ চরিত্রের ছিলেন না বলেই তার সাথীরা কপট ও দুশ্চরিত্র ছিল। তিনি 
আদর্শ চরিত্রের হলে তার সাথীরাও সৎ ও চরিত্রবান হ'ত । এ কারণেই 
জার নিয়াজ টিটি লিমা “রাফেযী মতবাদ মূলত 

নাস্তিক্যবাদীদের ষড়যন্ত্রের ফসল মাত্র ।”১ 


১. এ, খণ্ড 8, পৃ. ১২৩। 
সাধক (২য়)-১৯ 


www.almodina.com 


২৯০ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 


সাহাবাদের মর্যাদা সন্দেহাতীতরূপে সত্য 

সাহাবাদের ‘আদালত তথা বিশ্বস্ততা ও ন্যায়নিষ্ঠাকে ইমাম ইবনে তায়মিয়া 
(র) ইসলামের এক গুরুত্বপূর্ণ বুনিয়াদ মনে করেন। তাদের সততা ও 
সত্যবাদিতা এবং ধার্মিকতা ও ন্যায়নিষ্ঠা সম্পর্কে তার অখণ্ড বিশ্বাস ও অবিচল 
আস্থা রয়েছে। অন্তরের অন্তঃস্থল থেকেই তিনি বিশ্বাস করেন যে, সাহাবারা 
হলেন ইসলামের সুমহান শিক্ষার আদর্শ দৃষ্টান্ত এবং নবীর প্রজ্ঞাপূর্ণ তরবিয়াত ও 
নূরানী সোহবতের বাস্তব নমুনা । তার মতে, সন্দেহাতীত বর্ণনা সূত্রে এবং 
আল-কুরআনের সুস্পষ্ট ও দ্যর্থহীন আয়াত দ্বারা সাহাবায়ে-কিরামের ফযীলত ও 
মর্যাদা সুপ্রমাণিত । সুতরাং ইতিহাস গ্রন্থের সাদামাটা বর্ণনা কিংবা অনির্ভরযোগ্য 
কোন হাদীস দ্বারা এই সত্যকে প্রশ্নের সম্মুখীন করা যায় না। তিনি লিখেছেন £ 


কুরআন-সুন্নাহর দ্বারা দ্ধযর্থহীনভাবে সাহাবায়ে -কিরামের ফযীলত তথা 
শ্রেষ্ঠত্ব ও মহত্ব প্রমাণিত হওয়ার পর প্রক্ষিপ্ত বা দুর্বল সূত্রে বর্ণিত 
রেওয়ায়েত দ্বারা তা ক্ষুগ্র করা যায় না। কেননা সন্দেহ কখনোই নিশ্চিত 
জ্ঞানের বিকল্প হতে পারে না। কুরআন, সুন্নাহ, ইজমা" ও কিয়াসযোগে এ 
নিশ্চিত সত্যে আমরা উপনীত হতে পেরেছি, নবীদে পর সাহাবারাই ছিলেন 
উম্মাহর শ্রেষ্ঠ জামা'আত । এ সুনিশ্চিত জ্ঞান সন্দেহাকীর্ণ কোন বক্তব্যে 
কিছুতেই খর্ব হতে পারে না। পরন্ত সে বক্তব্যগুলোর শিকড়হীনতা প্রমাণিত 
হয়ে গেলে আর তো কোন প্রশ্বই উঠতে পারে না।৯ 
সাহাবারা নিষ্পাপ ছিলেন না 
“রসূলের মত সাহাবারাও নিষ্পাপ ছিলেন, সুতরাং সামান্যতম বিচ্যুতিও 
তাদের জীবনে ঘটা সম্ভব নয়” ইমাম ইবনে তায়মিয়া (র) এ মতে বিশ্বাসী 
ছিলেন না। কিন্তু এ বিশ্বাস তার অবশ্যই ছিল যে, ন্যায়-নিষ্ঠা, আল্লাহ্‌-ভীতি, 
সত্যবাদিতা ও বিশ্বস্ততার বিচারে তারাই ছিলেন উম্মাহর শ্রেষ্ঠ অংশ ৷ তাদের 
কারো জীবনে সাময়িক কোন বিচ্যুতি ঘটে থাকলেও সে তুলনায় নেক ও পুণ্যের 
এবং ত্যাগ ও কুরবানীর পরিমাণ এত বেশী এবং আল্লাহ্‌ ও তার রসূলকে সন্তুষ্ট 
করার উদ্যোগ ও আয়োজন এত বিপুল ছিল যে, কথিত দু'চারটি ক্রটির 
কাফফারা তাদের অনেক আগেই আদায় হয়ে গেছে। মোটকথা, তাদের নেক ও 
পুণ্যের পাল্লা 'ক্রটির' তুলনায় অনেক ভারি । ইমাম সাহেব বলেন £ 


আগেও আমরা বলেছি যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলায়হি ওয়া সাল্লামের পর 
কাউকে আমরা নিষ্পাপ মনে করি না। তাই ইজতিহাদী ভুলের কথা 
অস্বীকার করার প্রশ্বই আসে না । আল্লাহ্‌ পাক ইরশাদ করেছেন $ 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ২৯১ 


৮০1৫1 ০৬৪1৯ 741 sb. sly 
1১-০| ৫১০ 4111 AS al. ৩৮৯৮1০1১৯15 712১ ৮১৪ ৩৪১৮৪ 
১১০১।)- ০৯৯৬৪ 1৪১ 05 ৬১4) ৩০৯৮০ ৯০৯।১৫০১৯৪০৪ 1১৯০ sl 
(Yo/YY 
যিনি সত্যের বাণী বহন করে এনেছেন আর সেই সত্যকে যারা স্বীকার 
করেছেন, তারাই হলেন মুত্তাকী ও ধর্মনিষ্ঠ । তাদের কাম্য বস্তুগুলো আপন 
প্রতিপালকের নিকট তারা মজুদ পাবে । নেক বান্দাদের এই হলো বিনিময় 
যেন আল্লাহ্‌ তাদের ক্রটিসমূহ মুছে দিতে পারেন এবং তাদের নেকী ও 
পুণ্যের বিনিময় দিতে পারেন। [সূরা যুমার  আয়াত-৩৩-৩৫] 
অন্যত্র এরশাদ করেছেন ঃ 
= UJ JAE 1৬১5 5১4। 3৮৮০ cy. | ৮৯০ Spl 
এদেরইতো নেক আমলসমূহ আমি কবুল করে থাকি এবং জান্নাতীভুক্ত করে 
ক্ৰটিসমূহ ক্ষমা করে থাকি । আর তা করা হয় তাদের সাথে সাথে কৃত 
সত্য প্রতিশ্রুতি মুতাবিক ।৯ [সূরা আহ্কাফ ঃ আয়াত-১৬] 
ইতিহাসে সাহাবায়ে-কিরামের নজীর নেই 
ইমাম ইবনে তায়মিয়া (র) বলেন, অবশ্যন্তাবী মানবীয় দুর্বলতা ও 
ক্রুটি-বিচ্যুতি সত্তেও সামগ্রিকভাবে নবীদের পরে কোন মানবগোষ্ঠী এমন নেই 
যাদের জীবন ও চরিত্র সাহাবা-কিরামের চেয়ে উত্তম হতে পারে । তাদের কারো 
জীবনে ছোটখাটো দু-একটি বিচ্যুতি ঘটে থাকলেও তা বড় একটি সাদা কাপড়ে 
দু'একটি হান্কা কালো দাগের মতই তুচ্ছ। কিন্তু ছিদ্রান্বেষণকারীদের চোখে 
কাপড়ের কালো দাগটাই যদি বড় হয়ে ধরা পড়ে এবং গোটা কাপড়ের শুভ্রতা 
নজর এড়িয়ে যায় তাহলে সেটা তাদের দৃষ্টির সংকীর্ণতারই কারণে বলতে হবে। 
অন্যান্য মানবগোষ্ঠীর অবস্থা তো এই যে, মাঝে মধ্যে দু'একটি শুভ্র বিন্দু ছাড়া 
গোটা আমলনামাটাই তাদের মসীবর্ণ। 
ইমাম ইবনে তায়মিয়া (র) তাই লিখেছেন ঃ 
সাহাবায়ে-কিরাম (রা) হলেন উম্মাহর সর্বোত্তম জামা'আত | হক ও 
হিদায়াতের পথে অবিচল থাকা এবং বিরোধ ও ফিতনা থেকে দূরে থাকার 


১. এ. খণ্ড ৩. পৃ. ২৩৮ । 


www.almodina.com 


২৯২ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 


মানবীয় দুর্বলতার দু'একটি ঘটনা যদিও-বা চোখে পড়ে, সেগুলোকে 
অন্যদের জীবন ও চরিত্রের সাথে তুলনা করতে গেলে উল্লেখ করার মতো 
বিষয়ই নয়; বরং দোষ তাদের যাদের চোখে সাদা কাপড়ের ছোট্ট কালো 
দাগটা ধরা পড়ে অথচ গোটা কাপড়ের শুভ্রতা নজর এড়িয়ে যায়। মূর্খতা ও 
অবিচার ছাড়া এটা আর কি? এই মহামানবদের অন্য কোন মানবগোষ্ঠীর 
সাথে তুলনা করা হলে তখন পাহাড় বুলন্দ হয়ে তাদের শ্রেষ্ঠত্ব আত্মপ্রকাশ 
করবে । তা সত্বেও কেউ যদি নিজের কল্পনায় আদর্শ মানবের এমন কোনরূপ 
মানদণ্ড নির্ধারণ করে নেয় যা আল্লাহ্র মোটেই ইচ্ছে নয়, তাহলে তা 
ধর্তব্যেরই বিষয় নয়। কেউ যদি আদর্শ ইমামের এমন ধারণা পোষণ করে 
যে, তার ও নিষ্পাপ সত্তার মাঝে কার্যত কোন তফাত নেই, তারপর দাবী 
করে যে, “আলিম, শায়খ, আমীর কিংবা বাদশাহকে সেই কাল্পনিক নিষ্পাপ 
ইমামের মানদণ্ডে অবশ্যই উত্তীর্ণ হতে হবে, যত অধিক জ্ঞান ও প্রজ্ঞার 
অধিকারীই তিনি হোন না কেন এবং দীন ধার্মিকতার গুণ-গরিমার যে শীর্ষ 
সোপানেই তিনি অবস্থান করুন, উত্তম ও কল্যাণকর কাজের যত তাওফীকই 
আল্লাহ্‌ তাকে দিয়ে থাকুন, উপরিউক্ত মানদণ্ডে তাকে উত্তীর্ণ হতেই হবে। 
জ্ঞান ও প্রজ্ঞা তার এমন পূর্ণ হতে হবে যে, কোন বিষয়ই তার অগোচর হবে 
না এবং কোন চিন্তা ও পদক্ষেপে তার ভুল হবেই না, মানবীয় দোষ ও 
দুর্বলতা থেকেও তাকে মুক্ত ও পবিত্র হতে হবে, মনে তার কামনা-বাসনা 
থাকবে না, ক্রোধ ও উত্তাপ থাকবে না, ইত্যাদি তাহলে অবশ্যই সে 
উন্মাদের সুচিকিৎসা আমাদের হাতে নেই । অনেকে তো ইমামদের জন্য 
এমন মানদণ্ডও কল্পনা করে বসে থাকে যা নবীদের ক্ষেত্রেও করা হয় না।১ 
ইমাম ইবনে তায়মিয়া (র) বারবার জোর দিয়ে বলেছেন £ মানবতার গোটা 
ইতিহাস যিনি জানেন, জানেন বিভিন্ন জাতি, গোষ্ঠী ও সমাজের ইতিবৃত্ত, 
সর্বোপরি যিনি লাভ করেছেন বিভিন্ন মানবগোষ্ঠীর জীবন ও চরিত্রের বাস্তব 
অভিজ্ঞতা, তাকে একথা অবশ্যই স্বীকার করতে হবে যে, বিভেদ ও ফিতনার 
প্রা ঘৃণা পোষণ এবং হক ও সত্যের পথ অনুসরণের ক্ষেত্রে সাহাবা কিরামের 
চেয়ে ও সংঘবদ্ধ, ও পাশবিকতা এবং পার্থিব লালসা থেকে দূরে 
থাকার ক্ষেত্রে তাদের চেয়ে কোন জাতি ও সমাজ মানব সভ্যতার সুদীর্ঘ 
ইতিহাসে নেই । ইমাম সাহেব লিখেছেন ঃ 
৩৪০] 4১1 44 ৩৮০ se ৬৪৮11 ১৮118541০৮৪ 
Sxl ২711 ১৮১1৩ ily sl 15 09055115১51 +৮১৮০ bs 
pA ll alg le 4141 ৬1০০ 4111 ০৯০১ mal ৩০ ২৪১১০৯৪।এ 
১. এ, খণ্ড ৩, পৃ. ২৪২। 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ২৯৩ 
Lal ১৯০১৪ AS ০8591 ৮1১1 4111 53৮৫2 ৩141 ০৯ 


০৬১১১ ১৮১ ০০ ০৬৬১০৩ Adil ০৩১১ ৮০ ০০৮4] ১৯ 

_ 4110 

পৃথিবীর জাতিবর্গের ইতিহাস ও ঘটনাবলী মনোনিবেশ সহকারে অধ্যয়ন 

করলে পরিষ্কার বোঝা যাবে যে, হিদায়াত ও সরল পথে এক্যবদ্ধ থাকা এবং 

ফিতনা ও বিভেদ থেকে দূরে থাকার ক্ষেত্রে সাহাবায়ে কিরামের চেয়ে উত্তম 

ও উজ্জ্বল কোন মানবগোষ্ঠীর আবির্ভাব পৃথিবীর ইতিহাসে আর ঘটেনি । 

আল্লাহ পবিত্র কুরআনে তাদের উৎকর্ষের সনদ দিয়েছেন । ইরশাদ হয়েছে 8 

তোমরা সেই শ্রেষ্ঠ জামা'আত মানুষের কল্যাণের উদ্দেশ্যে যারা উদিত, সৎ 

কাজের আদেশ এবং মন্দ কাজের নিষেধ হলো তোমাদের স্বভাব আর 
তোমরা আল্লাহতে বিশ্বাসী । 


উম্মাহর সকল কল্যাণের উৎস সাহাবায়ে কিরাম 

ইমাম ইবনে তায়মিয়া (র) সত্যই বলেছেন যে, মুসলিম উম্মাহর কাছে 
“ইলম ও ‘আমল এবং কল্যাণ ও বরকতের যে সম্পদ-ভাণ্তার রয়েছে এবং (শত 
প্রতিকূলতার মাঝেও) ইসলামের যতটুকু শান-শওকত ও প্রচার-প্রসার 
পরিলক্ষিত হচ্ছে, এমনকি গোটা সভ্যতার প্রতি যতটা আগ্রহ এবং কল্যাণ ও 
সুকৃতির প্রতি যতটা অনুরাগ অনুভূত হচ্ছে- তা মূলত সাহাবায়ে-কিরামের 
সুমহান ত্যাগ ও কুরবানী, ইসলাম ও আন্তরিকতা, হিম্মত ও সাহসিকতা এবং 
তাদের খুন-পসিনারই বরকতময় ফসল মাত্র। অত্যন্ত আবেগময় ভাষায় ইমাম 
সাহেব তাই লিখেছেন ঃ 


(১৪০০410১--৮০41455,১255125841-4115588158 841১ 

০১৮৮115১১০৮ ৭1115 Sil BLY SLY ০০ All 
৬০১ ESI ৮০১১৮৯৮০৪5১ ৩৮ sl EA JSS 
১১৪1 1554552511 Ll al SLATE ১০০3৪ 154-55107 8513 
৬৬০১ LE AE UL slr SU ভাই 13৮৯5 
PE SE AEE dis peel 


এইড ১3১৪ ৪ [508 1585745345451 
- ২১/৯৮০। 


www.almodina.com 


২৯৪ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 

ঈমান ও ইসলাম, ‘ইলম ও কুরআন, “ইবাদত ও মা“রিফাত, জান্নাত প্রাপ্তি 
ও জাহান্নাম থেকে মুক্তি, মুসলমানদের বিজয় ও প্রাধান্য, এক কথায় 
কিয়ামত পর্যন্ত মুসলমানদের যাবতীয় কল্যাণ ও নি'আমতের উৎস হচ্ছে 
সাহাবায়ে-কিরামের সীমাহীন ত্যাগ ও কুরবানী । তাদের মেহনত ও 
মুজাহাদা ছিল শুধু আল্লাহরই জন্য যারা আল্লাহ্‌র পথে জিহাদ করেছেন । 
ফলে কিয়ামত পৰ্যন্ত ঈমানের দৌলত লাভকারী সকল মু'মিন সাহাবা 
কিরামের অপরিশোধ্য খণ পাশে আবদ্ধ হতে বাধ্য । এমন্‌ কি কারো কাছে 
কল্যাণকর কিছু থাকলে সেগুলোও সাহাবা-কিরাম থেকে উৎসারিত । কল্যাণ 
ও বরকতের ঝর্নাধারার উৎসমুখ হচ্ছেন খোলাফায়ে রাশেদীন ৷ কেননা দীন 
ও দুনিয়ার যাবতীয় কল্যাণের পথে তারাই ছিলেন অগ্রপথিক। 


সিদ্দীকী খিলাফত নবৃওয়তের সত্যতার প্রমাণ 


ইমাম ইবনে তায়মিয়া (র) আরেকটি বড় কাজের কথা লিখেছেন। তার 
মতে, হযরত আবূ বকর (রা)-এর খিলাফত মূলত নবুওয়তে মুহাম্মদীর পূর্ণতা ও 
সত্যতারই এক অকাট্য দলীল । ওফাতুন্ববীর পর হযরত আবু বকর (রা)-এর 
স্থলাভিষেক দ্ধযর্থহীনভাবেই প্রমাণ করে যে, আল্লাহ্র রসূল (সা) সত্যই আল্লাহ্‌র 
রসূল (সা) ছিলেন। তার মেযাজ ছিল নবুওয়তের মেযাজ, সিয়াসত ও 
রাজনীতির মেযাজ নয় । দুনিয়ার রাজা-বাদশাহদের মেযাজ ও প্রকৃতির সাথে এর 
কোন তুলনা হতে পারে না, যারা সাধারণত পুত্র ও পরিবারের সদস্যদেরই 
স্থলাভিষিক্ত করে থাকেন। তার মাঝে যদি রাজ্যলোভ ও পরিবার-প্রীতির 
কণামাত্রও বিদ্যমান থাকত তাহলে হযরত আলী (রা) ও আব্বাস (রা)সহ 
হাশিম পরিবারের বহু যোগ্য সদস্যের যে কোন একজনকে স্থলাভিষিক্ত করার 
মাধ্যমে খান্দানী সালতানাতের বুনিয়াদ রেখে যাওয়া যেত এবং আল্লাহ্‌র পক্ষ 
থেকে যে ধর্মীয় ও রাষ্ট্রীয় ক্ষমতা তিনি লাভ করেছিলেন তা হাশিম পরিবারের 
অনুকূলে চির সংরক্ষিত করে রাখা যেত । ইমাম ইবনে তায়মিয়া (র) লিখেছেন ঃ 

একথাও ভেবে দেখার মত যে, হযরত আবূ বকর (রা) ও ওমর (রা)-এর 
খিলাফত মুহাম্মদী নবৃওয়ত ও রিসালতের পূর্ণতা ও সত্যতার প্রকৃষ্ট প্রমাণ । এর 
দ্বারা পরিষ্কার প্রমাণিত হয় যে, তিনি সত্য রাসূল ছিলেন, দুনিয়াদার বাদশাহ 
ছিলেন না। কেননা পরিবারকে প্রাধান্য দিয়ে নিকটজনদের হাতে ক্ষমতা অর্পণ 
করাই হয় সেই লক্ষণ । এভাবে নিজেদের হাতেই তারা রাজ্য ও শাসনক্ষমতা 
কুক্ষিগত করে রাখে । আশ-পাশের শাসক ও নৃপতিদের তো আমরা এ নীতিই 
অবলম্বন করতে দেখে আসছি। বুওয়াইহ ও সালজুক বংশসহ সিরিয়া. যামন 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ২৯৫ 


পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের শাসক নৃপতিরা নিজ নিজ পরিবারের নিকটজনদের 
হাতেই শাসন ক্ষমতা অর্পণ করে যেতেন. মুশরিক ও খ্রিস্টান বাদশাহদের নীতিও 
ছিল তাই।-ফিরিঙ্গী সম্রাট ও চেঙ্গীয পরিবারের বাদশাহরা রাজ্য ও রাজত্ব 
রাজপরিবারেই কুক্ষিগত করে রাখার চেষ্টা করেন। প্রায়শ তাদের মুখে এ ধরনের 
কথা শোনা যায় যে, অমুক ব্যক্তি রাজপরিবারভুক্ত কিংবা তা নয়। অমুকের দেহে 
নীল রক্ত আছে কিংবা নেই । এমতাবস্থায় পিতৃব্য পুত্র আলী (রা), আকীল (রা), 
রাবী'আ (রা) ইবনুল হারিছ ইবন আবদুল মুস্তালিব (রা), আবু সুফিয়ান ইবনুল 
হারিছ ইবন আবদুল মুত্তালিব (রা) প্রমুখের পরিবর্তে হযরত আবু বকর ও ওমর 
(রা)-কে খিলাফত প্রদান একথাই প্রমাণ করে যে, কোন রাজকীয় আইন বা 
এঁতিহ্যের তিনি অনুগত ছিলেন না। এছাড়া “আবদে মনাফ পরিবারে ছিলেন 
হযরত উছমান ইবন আফ্ফান (রা), খালিদ ইবন সাঈদ ইবন আস (রা), আবান 
ইবন সা“ঈদ ইবন আস (রা) প্রমুখ বিশিষ্ট ব্যক্তি । আবদে মনাফ পরিবার ছিল 
কুরায়শের অন্যতম শাখা এবং বংশসৃত্রে রসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলায়হি ওয়া 
সাল্লামের নিকটতর । তার এ আচরণ একথারই অকাট্য প্রমাণ যে, তিনি আল্লাহ্‌র 
বান্দা এবং আল্লাহ্র রসূল ছিলেন, বাদশাহ ছিলেন না। কেননা খিলাফতের জন্য 
₹শ-নৈকট্য কিংবা পারিবারিক আভিজাত্য নয় বরং ঈমান ও তাকওয়া এবং 
‘ইলম ও “আমলই ছিল তার দৃষ্টিতে যোগ্যতার একমাত্র মানদণ্ড। তাই শুধু 
বংশ-নৈকট্য ও পারিবারিক এতিহ্যের কারণে কাউকে তিনি অগ্রাধিকার দেননি । 
এ ঘটনা থেকে সুস্পষ্ট ইঙ্গিত পাওয়া গেল যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলায়হি ওয়া 
সাল্লামের পর তার উম্মত আল্লাহ্‌র “ইবাদত ও আনুগত্যে অবিচল থাকবে, তার 
হুকুম ও বিধান মেনেই তারা জীবন যাপন করবে । গোত্রীয়, পারিবারিক কিংবা 
ব্যক্তিগত উচ্চাভিলাষ তাদের উদ্দেশ্য হবে না, এমনকি কোন কোন নবীকে যে 
সালতানাত ও রাজত্ব দান করা হয়েছিল তাও তারা গ্রহণ করা থেকে বিরত 
থাকবে । কেননা আল্লাহ তার প্রিয় হাবীবকে এই বলে ইখতিয়ার দিয়েছিলেন যে, 
আপনি বান্দা ও রসূল হওয়া অথবা রসূল ও বাদশাহ হওয়া এই দুইয়ের একটি 
গ্রহণ করুন। তিনি রসুল ও বান্দা হওয়াটাই পসন্দ করেছিলেন । হযরত আবু 
বকর (রা) ও ওমর (রা)-এর মনোনয়ন প্রকৃতপক্ষে এই নববী দৃষ্টিভঙ্গির 
পূর্ণতম প্রতিফলন ছিল। কেননা পরিবারভুক্ত কাউকে তিনি স্থলাভিষিক্ত করে 
গেলে মানুষের এ কথা বলার সুযোগ হতো যে, তিনি উত্তরাধিকারীদের জন্য 
সম্পদ সঞ্চয় করে গেছেন ।১ 


১. এ, খ. ৪. পৃ. ১২৬। 


www.almodina.com 


২৯৬ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 
জাহিলিয়াতের বংশ-পৃজা 

হযরত আলী (রা)-র অছি হওয়া এবং তার বর্তমানে অন্য কারোর খিলাফত 
অবৈধ হওয়ার ধারণা যারা পোষণ করে, নিঃসন্দেহে তারা জাহিলিয়াতের বংশ 
পূজার মারাত্মক ব্যাধির শিকার । জাহিলী যুগে একথা কল্পনা করাও সম্ভব ছিল না 
যে, বংশ- কৌলিন্য ও আত্মীয়তা সূত্রে নয় বরং গুণ ও যোগ্যতার মাপকাঠিতেই 
শুধু পদ ও মর্যাদা লাভ করা যায়। ইসলামের পূর্বে আরব, ইরান ও হিন্দুস্তান সহ 
পৃথিবীর সব দেশের, সব জাতির মাঝেই এই চিন্তা ও মানসিকতা বিদ্যমান 
ছিল। খিলাফতে হযরত আলী (রা)-র অগ্রাধিকারের দাবীদাররা মূলত নিজেদের 
রীতি, এতিহ্য এবং নিজস্ব জাতীয় চিন্তা ও মানসিকতার দ্বারাই প্রভাবিত ৷ 
নবীদের রুচি-প্রকৃতি ও দৃষ্টিভঙ্গি তারা উপলব্ধি করতে পারেনি । এটাই 
স্বাভাবিক । কেননা সাধ ও সাধ্যের ক্ষুদ্র গণ্ডীতেই মানুষের চিন্তা আবর্তিত হয়ে 
থাকে। 


ইমাম সাহেব লিখেছেন £ 
চিন্তায় ও কথায় রাফিষীরা জাহিলিয়াতের মুশরিকদেরই প্রতিচ্ছবি যেন। 
বংশ ও পূর্বপুরুষদের ব্যাপারে তাদের গৌড়ামী সীমাহীন । খান্দান ও 
পরিবারই হল তাদের কাছে সখ্যতা ও মিতালীর ভিত্তি । ঈমান ও তাকওয়ার 
বিচারে ক্ষতিকর নয় এমন সব বিষয়কেও তারা মানুষের জন্য আপত্তিকর 
মনে করে । এটা জাহিলী চিন্তাধারারই প্রতিফলন ।১ 


শী“আভক্তি হুসায়ন বংশধরের জন্য অগ্নিপরীক্ষা 
ইমাম ইবনে তায়মিয়া (র)-র মতে, শী'আরা আসলে আহলে বায়ত ও নবী 

পরিবারের * বোকা বন্ধু'। তাদের অতিরঞ্জিত ভক্তি ও মিথ্যা বর্ণনা আহলে 

বায়তের সুনামের পরিবর্তে বদনামই করেছে বেশী । তার ভাষায় 8 
শী'আদের অযাচিত ভক্তি-শ্রদ্ধা আসলে আহলে বায়তের জন্য বিপদ ও 
পরীক্ষা । কেননা প্রশংসার ছলে তারা যা বলে সেগুলো মোটেই প্রশংসার 
বিষয় নয়। তাদের নামে এমন সব ভিত্তিহীন কথা তারা দাবী ও প্রচার করে 
যে, আহলে সুন্নাতের কিতাবসমূহে তাদের প্রকৃত ফযীলত ও মর্যাদা বর্ণিত 
না হলে শী'আদের তথাকথিত ভক্তি প্রশংসায় তাদের কলংকের সীমা থাকত 
না।২ 

১. এ, খ ৪, পৃ. ২৮৭। 

২. এ. খ ২. পৃ. ১২৫। 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ২৯৭ 
অন্যত্র তিনি লিখেছেন ঃ 


প্রশংসা ও কুৎসার পার্থক্যই শী'আদের জানা নেই, জানা নেই প্রশংসা ও মহিমা 
প্রমাণ করার পথ ও পন্থা ।১ 


গোৌড়ামির পরিণতি 

হযরত আলী (র)-ও আহলে বায়তের “ইমামত' প্রমাণ করার জন্য 
“মিনহাজু'ল -কারামাহ' গ্রন্থকার প্রচুর আয়াত ও হাদীস পেশ করেছেন । আয়াত 
ও হাদীসের এ ধরনের মর্মান্তিক অপপ্রয়োগ থেকে বোঝা যায়, গৌড়ামী ও 
অন্ধপ্রেম মানুষকে বিভ্রান্তির কোন অতলে নিক্ষেপ করতে পারে । মজার ব্যাপার 
এই যে, অধিকাংশ আয়াত কিংবা বলা চলে প্রায় সবগুলো আয়াতই আহলে 
বায়তের সাথে সম্পর্কিত কিংবা বিশিষ্ট নয়। পক্ষান্তরে বর্ণিত হাদীসগুলোর 
অধিকাংশই জাল কিংবা দুর্বল । ইমাম ইবনে তায়মিয়ার ভাষায় £ 

-1৮১৯ ১১৮1 ৮০১ Yall ০5০4) 

অর্থাৎ এমন সব হাদীস যার মাথামুণ্ডু কিছুই নেই। এক্ষেত্রে শী'আদের 
আম্পর্ধা এত সীমা ছাড়া যে, বহু হাদীস তারা বুখারী, মুসলিম ও মুসনাদে 
আহমদের বরাত দিয়ে উল্লেখ করেছে, অথচ সেখানে সেগুলোর চিহ্ন মাত্র নেই। 
কোন কোন হাদীস সম্পর্কে ইমাম ইবনে তায়মিয়া (র)-র মন্তব্য হলো, ইসলামী 
জাহানে হাদীসের যতগুলো সংকলন এ পর্যন্ত প্রকাশ পেয়েছে তার কোনটিতেই 
সেগুলোর অস্তিত্ব প্রমাণ করা যাবে না। কুরআন ও সুন্নাহ সম্পর্কিত জ্ঞানের 
দৈন্যের কারণে এমনকি সাদামাটা পরিভাষাগুলোও তারা বুঝে উঠতে পারে না। 
কখনো আবার বুঝে শুনেও ভুল ব্যাখ্যা চালিয়ে দেয়। 

আয়াত পেশ করার ক্ষেত্রে 'মিনহাজু'ল কারামাহ*র লেখক এমন সব মজার 
কাণ্ড ঘটিয়েছেন এবং এমন সব হাস্যকর ও বেমক্কা তাফসীর করেছেন যে, 
বাজারে চালু একটা চুটকির কথাই তাতে স্মরণ হয় £ “ক্ষুধার্তকে জিজ্ঞেস করো 
দুইয়ে দুইয়ে কত, দেখবে চটজলদি সে জওয়াব দেবে, কেন চার রুটি?” লেখক 
ভদ্রলোক চল্লিশটি আয়াত পেশ করে দাবী করেছেন যে, এগুলো হযরত আলী 
(রা) সম্পর্কে নাযিল হয়েছে। যেমন, এক হাদীসের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন £ 
'গাদীরে খুম'-এ খুতবা প্রদানের পর 


৭৩1 ০০১১ ৩৯১০৭০০০১০১ PES RET LSI pol 
- ৮৪৭ ১১০১ 


১. এ, খ ২. পৃ. ১২৬ 


www.almodina.com 


২৯৮ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 

আয়াতটি১ যখন অবতীর্ণ হয় তখন রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু ‘আলায়হি ওয়া 
সাল্লাম ইরশাদ করলেন ৪ 
cols yas ৮৮০19 rl JES! le Sl 4411 

- ৮৪৯৮১ ৩০ 151 LY HL ৬৮০৯ 

সকল বড়ত্ব আল্লাহ্র । কেননা তিনি দীনের পূর্ণাঙ্গতা এবং নি“'আমতের 

পূর্ণতা দান করেছেন। অতঃপর আমার রিসালত এবং আমার পরে আলীর 

বিলায়াত-এর প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছেন। 

কথিত ‘হাদীস’ সম্পর্কে ইমাম ইবনে তায়মিয়ার নির্ধিধ মন্তব্য এই যে, 
হাদীসটি জাল হওয়ার ব্যাপারে কোন হাদীস শাস্ত্রকারেরই দ্বিমত নেই । আর তাই 
নির্ভরযোগ্য কোন সংকলনে সেটি স্থান পায়নি । তদুপরি তাফসীর ও ইতিহাসের 
দৃষ্টিকোণ থেকেও হাদীসটি গ্রহণযোগ্য নয়। কেননা সিহাহ্‌ সিত্তাসহ সকল 
মুসনাদ ও তাফসীর গ্রন্থের আলোকে এটা প্রমাণিত সত্য যে, উল্লিখিত আয়াতটি 
বিদায় হজ্জের নয় তারিখে আরাফায় অবস্থানকালে নাযিল হয়েছিল। জনৈক 
ইয়াহ্দী হযরত ওমর (রা)-কে বলেছিল, ‘আপনাদের কুরআনে এমন এক 
আয়াত রয়েছে যা আমাদের উপর নাযিল হলে সেদিনটিকে আমরা ‘উৎসব দিবস’ 
ঘোষণা করতাম ।' হযরত ওমর (রা) আয়াতটি জানতে চাইলে সে - ₹৯১|। 
১৩] 4-5| আয়াতটির কথা বলল । তখন হযরত ওমর (রা) বললেন, আমার 
বেশ মনে আছে, কবে এবং কোথায় আয়াতটি নাযিল হয়েছে । এটা আরাফা 
দিবসে রসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলায়হি ওয়া সাল্লামের ওকৃফ ও অবস্থানকালে 
নাযিল হয়েছে। ইমাম ইবনে তায়মিয়া (র) বলেন, অন্যান্য সূত্রেও একথা 
সন্দেহাতীতরূপে প্রমাণিত । মুসলমানদের সকল কিতাবেই এর উল্লেখও রয়েছে। 
মোটকথা, এটা 'য়াওমে খুম'-এর নয় দিন পূর্বে নয়ই যিলহজ্জ রোজ শুক্রবারের 
ঘটনা ৷ সুতরাং গাদীরে খুমের ঘটনায় আয়াতটি নাযিল হওয়ার দাবী কোনক্রমেই 
মেনে নেওয়া যায় না। লেখক ভদ্রলোকের বর্ণিত হাদীসের নিম্নোক্ত বাক্যটিও 
লক্ষ্যণীয় ঃ 


Jl, ১৮৫১১ ০০১ ১৮৯০1 ১1১৮০ ৩১ ১৮53 ১১৬ ৩০ ly ১৫41 
» 41২০৯ 


হে আল্লাহ্‌! আলীকে যে বন্ধুরূপে গ্রহণ করে তাকে তুমি বন্ধুবূপে গ্রহণ 
করো এবং আলীর সাথে যে শত্রুতা করে তুমিও তাকে শক্ররূপে চিহ্নিত 
১. আজ তোমাদের জন্য তোমাদের দীনকে আমি পূর্ণাঙ্গ করে দিলাম এবং তোমাদের উপর আমার 


নি'আমত পূর্ণ করে দিলাম এবং তোমাদের জন্য ধর্মদূপে ইসলামকেই আমি মনোনীত করে 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ২৯৯ 


করো এবং আলীকে যে সাহায্য করে তুমিও তাকে সাহায্য করো এবং 

আলীকে যে ত্যাগ করে তুমিও তাকে ত্যাগ করো। 

এখন প্রশ্ন হলো, রসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু 'আলায়হি ওয়া সাল্লামের চেয়ে অধিক 
মকবুল দু'আ আর কার হতে পারে? এ হাদীস বিশুদ্ধ হলে এবং আল্লাহ্‌র রাসূল 
এ ধরনের দু'আ করে থাকলে তার ফল প্রকাশ পাওয়া ছিল অবশ্যন্তাবী । অথচ 
ইতিহাস থেকে বিপরীত কথাই প্রমাণিত হচ্ছে। 


ইবনু'ল মুতাহহির -এর মতে, 3 £১» ৮৯৫১৩২ ৩-৪4এ ১৪১৯৭। cE 
৩৮১১ আয়াতের ১১১৯৯, দ্বারা আলী ও ফাতিমাকে বোঝানো হয়েছে। 
আর ১.১৯১ 1১১১ হলেন স্বয়ং রসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলায়হি ওয়া সাল্লাম । 
পক্ষান্তরে ১৮৯১৯।১ ৯1111 ৮১4১০ ০১৯ দ্বারা হাসান ও হুসায়ন ভ্রাতৃদ্বয়ের 
প্রতি ইঙ্গিত করা হয়েছে। কিন্তু ইমাম ইবনে তায়মিয়া (র) লেখকের মস্তিষ্কের 
সুস্থতা সম্পর্কে সন্দেহ প্রকাশ করে লিখেছেন ৪ 
4১1 ০৩০১4101১১3 ০৯৪০৮০ ৬০ ২৩১ 41582410513 la ও 
2১৮০1 ২৮০1 al, sia ds ৩০ ৬৯৩ ৩1১৪। ১৯০৪০ ১০ 

৫১০ ১৯১৩ ৩১১ ৬৯ 4৩ 0184 

এ ধরনের কথা সে-ই বলতে পারে যে নিজের কথার গুরুত্ব উপলব্ধি করতে 

পারে না। এগুলোকে তাফসীর না বলে প্রলাপ বলাই বরং সঙ্গত। বস্তুত এ 

ধরনের তাফসীর নাস্তিক্যবাদী কারামেতা ও বাতিনী ফিরকার লোকেরাই 

করে থাকে । এগুলো বরং আরো জঘন্য। 

অতঃপর ইমাম সাহেব লেখকের এ উদ্ভট তাফসীর খণ্ডনের উদ্দেশ্যে ছয়টি 
অকাট্য যুক্তি পেশ করেছেন। 

১. এটা সূরা আর-রাহমান এর আয়াত। আর সকল তাফসীরকারের মতেই 
এটা মক্কী সূরা । অথচ হাসান ভ্রাতৃদ্বয়ের জন্ম হয়েছে মদীনা শরীফে আলোচ্য 
সূরা অবতরণের কয়েক বছর পরে। 


২. সুরাতু'ল-ফুরকানের নিম্নোক্ত আয়াত দ্বারা আলোচ্য আয়াতের তাফসীর 
পরিষ্কার হয়ে যায় £ 


-/-০ 14--১১ ০1১৬ ৮৮০ 1৬ i — tr ৬১115৯ও 
২- ৫৮৯ 
১. দুই সমুদ্রকে তিনি মিশিয়ে দিয়েছেন, সমুদ্র দু'টি একত্রিত হয়েছে । উভয়ের মাঝে রয়েছে পার্দা, 
ফলে উভয়ে নির্দিষ্ট সীমা লংঘন করতে পারে না 


২. তিনিই আল্লাহ্‌, যিনি দুই নদীকে একত্রে মিশিয়ে দিয়েছেন ; একটি হলো মিঠা ও সুস্বাদু. 
অপরটি হলো নোনা ও বিস্বাদ 


www.almodina.com 


৩০০ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 

৩২১১৯ ১1। দ্বারা আলী ও ফাতিমাকে বোঝানো হয়ে থাকলে উভয়ের এক 
জনকে অবধারিতভাবে £3! ০ বা নোনা ও বিস্বাদ বলতেই হবে যা মোটেই 
সুখকর বিষয় নয়। 


৩. ১১৯ দ্বারা রসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু “আলায়হি ওয়া সাল্লামকে বোঝানো হয়ে 
থাকলে তিনি অন্তরায় ও প্রতিবন্ধক প্রমাণিত হবেন । আর সেটা প্রশংসার নয়, 
নিন্দার বিষয় ৷” 


ইমাম ইবনে তায়মিয়া (র)-র কিতাবের আলোচ্য অংশ এ ধরনের অসংখ্য 
চিন্তাকর্ষক আলোচনায় ভরপুর । তাফসীর, হাদীস, ফিকহ ও ইতিহাসের 
আলোকে শী“আ গ্রন্থকারের প্রতিটি প্রলাপের এমন সারগর্ভ ও তীর্যক জওয়াব 
তিনি দিয়েছেন যা তার বিস্ময়কর মেধা ও প্রতিভা, 'ইল্ম ও প্রজ্ঞা এবং যুক্তি 
উপস্থাপন কৌশল ও বিতর্ক প্রতিভার উজ্জ্বল স্বাক্ষর বহন করে । শী+আগ্রন্থকারের 
যাবতীয় যুক্তি-প্রমাণ সম্পর্কে সামগ্রিক মন্তব্য করতে গিয়ে ইমাম সাহেব 
লিখেছেন যে, হযরত আলী (রা) -র মর্যাদা ও ফযীলত এবং মর্তবা ও বিলায়াত 
এমন বিশুদ্ধ ও স্বীকৃত দলীল-প্রমাণ দ্বারা সুপ্রমাণিত যে, অতঃপর এ ধরনের 
মিথ্যাচার ও বিকৃত তথ্য ও জাল হাদীস পরিবেশনের কোনই প্রয়োজন পড়ে 
না।২ 

আলোচ্য কিতাবের দ্বিতীয় গুরুত্বপূর্ণ অংশে ইমাম সাহেব সাহাবীদের 
সমালোচনার দীতভাঙা জওয়াব দিয়েছেন। লেখক ইবনু'ল-মুতাহহির 
সাধারণভাবে সাহাবায়ে-কিরাম এবং বিশেষভাবে প্রধান সাহাবাদ্ধয়, আরো 
বিশেষভাবে হযতর আবূ বকর (রা)-এর চরিত্রে জঘন্য কলংক লেপন করেছেন 
এবং কুরআন, হাদীস, ইতিহাস ও সীরাত গ্রন্থের বরাত টেনে তাদের বিরুদ্ধে 
বিভিন্ন গুরুতর অভিযোগ প্রমাণ করার অপচেষ্টা চালিয়েছেন । কথিত অপবাদ ও 
অভিযোগগুলোর ওপর চোখ বুলালেই আপনি বুঝবেন যে, শত্রুতা ও বিদ্বেষের 
সর্বগ্রাসী সয়লাব একজন শিক্ষিত ও পণ্ডিত ব্যক্তিকে পর্যন্ত কোথা থেকে কোথায় 
ভাসিয়ে নিয়ে যেতে পারে । খানে আমরা দু'টি মাত্র নমুনা পেশ করছি £ 

কুরআনের যে আ-।৩ মুসলিম উম্মাহর মাঝে আবূ বকর (রা)-এর শ্রেষ্ঠত্ব ও 
সর্বোচ্চ কথা ঘোষণা করেছে, সেটি হলো ৪ 


nl ভ১০ 13১৪5 ৮৪৯এ। ৯১৯৯ | 4141 ১০০৯১ ১৪ ১১১৮৯৮০। 
- ৮১৮০ 4111 01 ০১৯০ ২ 42৯৮০4০১৪০৪ jl ভা ৮৮৪ Jl 


১. এ, খ ৪. পূ. ৬৭-৬৮। 
২. এ খ. ৪. পৃ. ১৮৬। 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ৩০১ 


তোমরা রসূলের সাহায্য না করলে কি হবে, আল্লাহই তো তাকে সে সময় 
সাহায্য করেছেন যখন কাফিররা তাকে বের করে দিয়েছিল । আর তিনি 
ছিলেন দু'জনের দ্বিতীয়জন, যখুন. উভয়ে গুহায় আশ্রয় নিয়েছিলেন আর তিনি 
তার সাথীকে লক্ষ্য করে বলছিলেন, অস্থির হয়ো না। আল্লাহ্‌ তো আমাদের 
সাথে রয়েছেন। [সূরা তাওবাহা 
কিন্তু শী'আ ইবনুল-মুতাহহিরের মতে, এ আয়াতে হযরত আবূ বকর 
(রা)-এর মর্যাদা ও ফযীলতের কোন কিছু নেই। কেননা হযরত আবূ বকরকে 
সফর সঙ্গী করার কারণ এও হতে পারে যে, তিনি যেন তার অনুপস্থিতিতে 
গুপ্তচর বৃত্তির সুযোগ না পান। সুতরাং আলোচ্য ঘটনা থেকে তার প্রতি রসূলের 
অনাস্থাই প্রমাণিত হচ্ছে। তদুপরি আয়াতের ১১৯০১ শব্দ থেকে প্রমাণিত হয় 
যে, হযরত আবূ বকর ভীতু ও অস্থির প্রকৃতির ছিলেন। তার মনে আল্লাহ্‌র প্রতি 
বিশ্বাস ও আসমানী ফয়সালা সম্পর্কে আশ্বাসবোধ ছিল না। তৃতীয়ত, কুরআন 
শরীফে যেখানেই আল্লাহ্‌র পক্ষ থেকে সাকীনা ও প্রশান্তি নাযিলের কথা বলা 
হয়েছে সেখানে মু'মিনদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে । অথচ আলোচ্য আয়াতে 
হযরত আবূ বকরকে বাদ দিয়ে রাসূলের কথাই শুধু বলা হয়েছে। সুতরাং 
প্রমাণিত হলো যে, হযরত আবু বকরের প্রতি সাকীনা ও প্রশান্তি নাযিল করা 
হয়নি। 
জওয়াবে ইমাম ইবনে তায়মিয়া (র) প্রথমে দেখিয়েছেন যে, আলোচ্য 
আয়াতে হযরত আবূ বকর (র)-এর কী অতুলনীয় মর্যাদা ও ফযীলত এবং কী 
অনন্য গুণ ও মহত্তের প্রতি ইঙ্গিত রয়েছে এবং হিজরতের নাযুক মুহূর্তে রাসূলের 
সাথীত্বের গুরুত্ব ও বৈশিষ্ট্য কি! অতঃপর তিনি গ্রন্থকারের প্রতিটি প্রলাপোক্তির 
দাতভাঙা জওয়াব দিয়েছেন । ইমাম সাহেব বলেন, গ্রন্থকারের মতে হযরত আবূ 
বকরকে সাথে নেওয়ার কারণ এই যে, তিনি যেন হিজরতের বিষয়টি শত্রুদের 
কাছে ফাস করে দেওয়ার সুযোগ না পান। সুতরাং বোঝা গেল আবূ বকর খুবই 
অবিশ্বস্ত ছিলেন এবং তার প্রতি রাসূলের মোটেই আস্থা ছিল না। কিন্তু আমাদের 
প্রশ্ন হলো £ পৃথিবীর নির্বোধতম ব্যক্তিও কি এমন মানুষ ও ঝুঁকিপূর্ণ সফরে এমন 
অবিশ্বস্ত ব্যক্তিকে সফরসঙ্গীরূপে নির্বাচন করতে পারে? ইমাম সাহেবের ভাষায় ঃ 
৮৮/০১ Mic 31১1 JAS ১৯ ১। 41৬০১ ৮৮০১ ৩৮ 4401 দেও 
- ssl Ul ১৯৯ ৩৮০ ও11 ১১৯৪ 
এমন ব্যক্তির মুখে আল্লাহ্‌ চুন কালি দিন, যে তার রাসূল (সা)-কে যিনি 
'ইল্ম ও প্রজ্ঞায়, ‘আকল ও বুদ্ধিতে এবং অভিজ্ঞতা ও দূরদশিতায় জগতের 
শ্রেষ্ঠ-এমন বোকা মনে করে ।১ 


www.almodina.com 


৩০২ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 

ইমাম ইবনে তায়মিয়া (র) আরো লিখেছেন ঃ 
আমার জানা মতে, খুরবান্দা নামক যে তাতারী বাদশাহর জন্য ভদ্রলোক এ 
“কিতাব' লিখেছেন তার সামনে এ প্রসঙ্গে উত্থাপিত হলে এমন মন্তব্যই 
তিনি করেছেন যা একজন হুশিয়ার লোকের করা উচিত । অথচ রসূলুল্লাহ 
সাল্লাল্লাহ “আলায়হি ওয়া সাল্লামের মহান ব্যক্তিত্ব তা থেকে সম্পূর্ণ মুক্ত, 
পবিত্র । 
তিনি বলেছেন £ এটা কোন বুদ্ধিমানের কাজ হতে পারে না। 


দ্বিতীয় অপবাদের জওয়াবে ইমাম ইবনে তায়মিয়া (র) লিখেছেন যে, ভয় ও 
উৎকণ্ঠা মানুষের স্বভাব ও ফিতরতের অন্তর্ভূক্ত । এমনকি নবী-রাসূল ও আহলে 
বায়তের বিশিষ্ট ব্যক্তিবর্গও এ স্বভাব ও ফিতরত থেকে মুক্ত নন। অতঃপর 
কুরআন হাদীসের আলোকে একথার সত্যতা প্রমাণ করে ইমাম সাহেব লিখেছেন 
যে, হযরত আবু বকর (রা)-এর উৎকণ্ঠা ও ভয় নিজের জন্য মোটেই ছিল না, 
ছিল প্রাণ-প্রিয় রাসূলের জন্য । ইবনে মুতাহহিরের দ্বিতীয় দলীলের জওয়াবে 
ইমাম সাহেব বলেন, গ্রন্থকার কৌশলে পাঠককে এ ধারণা দিতে চেয়েছেন যে, 
কুরআন শরীফে সাকীনা সংক্রান্ত আয়াতের সংখ্যা প্রচুর এবং সর্বত্র রাসূলের 
সাথে মুমিনদের উল্লেখ রয়েছে, অথচ একটি মাত্র আয়াতেই এমন হয়েছে ।১ 
আয়াতটি হল £ 


০১৮০৬ ৮১০৬০ ৮৩১০ ৩০ MAPS HSS ১। ৩৮৯৯ 0৬৪৩ 
৭১১০ 4111 ০১১। ১ ১০১১১১5437১ Sle 
- ৮১৩১1১৬১০১৬ om ses Ud) 15 
হুনায়ন দিবসের কথা স্মরণ করো, যখন সংখ্যাধিক্য তোমাদের গর্বিত করে 
তুলেছিল। কিন্তু তা তোমাদের কোন কাজেই আসল না; বরং এই প্রশস্ত 
পৃথিবী তোমাদের জন্য সংকীর্ণ হয়ে গেল এবং তোমরা পলায়নপর হলে । 
অতঃপর আল্লাহ্‌ তার পক্ষ থেকে স্বীয় রসূল ও মুমিনদের উপর “সাকীনা' 
নাযিল করলেন এবং এমন সৈন্যদল পাঠালেন যাদের তোমরা দেখতে 
পাওনি। 


১. আরেকটি আয়াতে রয়েছে ঃ 


( ০৮11) ৩৮০ ৯) ৮ CS 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ৩০৩ 


এখানে বিশেষভাবে মুমিনদের কথা বলার প্রয়োজন ছিল। কেননা পূর্বে ৯১ 
০১১১১ ₹5513 (অতঃপর তোমরা পলায়নপর হলে) বলা হয়েছে। পক্ষান্তরে 
কুরআন শরীফে একাধিক স্থানে ‘সাকীনা’ নাযিলের কথা শুধু মুমিনদের প্রসঙ্গেই 
বলা হয়েছে । অতঃপর ইমাম সাহেব এর কারণ ও তাৎপর্য বিশদভাবে আলোচনা 
করেছেন।১ 


এ ধরনের গৌড়ামির দ্বিতীয় নমুনা হলো, হাদীস ও সীরাত গ্রন্থের বর্ণনা 
মতে বদর যুদ্ধের সময় রসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলায়হি ওয়া সাল্লাম “ঝুপড়িতে' 
অবস্থান করছিলেন, হযরত আবূ বকরও সাথে ছিলেন আর সেই সুযোগে গ্রন্থকার 
এক ফ্যাকড়া বের করে ফেললেন। তিনি বললেন, রসূল জানতেন যে, হযরত 
আবূ বকরকে যুদ্ধে পাঠালে যুদ্ধের ছকই হয়ত পাল্টে যাবে । কেননা আগেও 
কয়েকটি 'গাযুওয়া'তে তিনি পিঠ দেখিয়ে সেরেছেন। এখানে এসে ইমাম ইবনে 
তায়মিয়া (র)-র ‘ইল্‌ম ও ঈমানের শান্ত দরিয়ায় যেন ঝড় উঠল । তিনি 
লিখলেনঃ এ ধরনের ডাহা মিথ্যা ভাষণ প্রমাণ করে যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু 
“আলায়হি ওয়া সাল্লামের যুদ্ধ ও গায্ওয়া সম্পর্কে 'বর্ণজ্ঞান'টুকুও এ জদ্রলোকের 
নেই । না থাকাটাই স্বাভাবিক । কেননা রসূলের জীবন-চরিত সম্পর্কে জানার 
কোন আগ্রহই শী'আদের নেই । নইলে ভদ্রলোক অবশ্যই জানতে পেতেন যে, 
গাযওয়ায়ে বদরেই শুধু মুশরিকদের সাথে মুসলমানদের লড়াই হয়েছিল এবং এ 
যুদ্ধেই রসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলায়হি ওয়া সাল্লাম সর্বপ্রথম সশরীরে উপস্থিত 
ছিলেন। সীরাত, হাদীস, গাযওয়া ও ইতিহাস শাস্ত্রের সকল ইমাম এ ব্যাপারে 
একমত যে, বদরই হলো প্রথম গাযওয়া যাতে রসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলায়হি ওয়া 
সাল্লাম লড়াই করেছিলেন। এর আগের কোন গাযওয়া বা সারিয়াতে লড়াই ও 
সংঘর্ষ হয়নি। একটি মাত্র সারিয়াতে কিঞ্চিত সংঘর্ষ হলেও হযরত আবূ বকর 
(রা) তাতে শরীকই ছিলেন না। তাহলে একথা বলা কিভাবে ঠিক হবে যে, এর 
আগে কয়েকবার তিনি যুদ্ধ থেকে পিঠ দেখিয়ে সেরেছেন। দ্বিতীয় কথা, 
আমাদের হাতে তো কোন যুদ্ধ থেকে হযরত আবু বকর (রা)-এর পলায়নের 
প্রমাণ নেই ৷ সুতরাং দাবী যিনি করছেন তাকেই প্রমাণ করতে হবে কোন্‌ যুদ্ধ 
থেকে তিনি পলায়ন করেছেন। তৃতীয় কথা, না'উযুবিল্লাহ! হযরত আবূ বকর 
(রা) সত্যি সত্যি এত ভীরু হয়ে থাকলে “সেনাপতির" ঝুপড়িতে তাঁকে স্থান 
দেওয়া দূরের কথা যুদ্ধক্ষেত্রে আনাও প্রজ্ঞার পরিচায়ক হতে পারে না।২ 


১. এ, খণ্ড ৪, পৃ. ২৭৩-৭৭। 
২, দেখুন পৃষ্টা ২৮২-২৮৬। 


www.almodina.com 


৩০৪ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 
হযরত আলী (রো) সম্পর্কে শী'আদের স্ববিরোধিতা 


ইমাম ইবনে তায়মিয়ার মতে, খ্রিস্টানরা হযরত ঈসা (আ)-কে একদিকে 
আল্লাহ ও আল্লাহ্‌র পুত্রের মর্যাদা দিয়েছে, অন্যদিকে ক্রুশ বিদ্ধ হওয়ার কল্পিত 
ঘটনায় তাকে এমন অসহায় ও দুর্বল প্রতিপন্ন করেছে যে, শক্রদের অপমান ও 
লাঞ্কুনা এবং বিদ্রুপ ও পরিহাস নীরবে হজম করা ছাড়া তার যেন কোন গত্যন্তর 
ছিল না। তেমনি শী'আ বন্ধুরা একদিকে তো হযরত আলী (রা)-র এমন 
গুণাবলী ও শক্তি-সাহসের কথা প্রচার করে যাতে মনে হয় তার মর্যাদা স্বয়ং 
রসূলের চেয়েও বুঝি এক কাঠি বাড়া, যেন তাকে ছাড়া ইসলামের প্রসার ও 
বিজয়ই ছিল অসন্ভব। আলী (রা)-র শেরপারঞ্জা ও যুলফিকারের বদৌলতেই 
ইসলামের হেলালী ঝাণ্ডা বুলন্দ এবং শিরক ও বাতিলের ঝাণ্ডা ভুলুষ্ঠিত হয়েছে। 
অথচ পূর্ববর্তী তিন খিলাফতকালে তাকে এমন অসহায় ও মজবুর দেখানো 
হয়েছে যে, একের পর এক তীর বিবেক ও বিশ্বাসের বিরোধী কাজগুলি সংঘটিত 
হচ্ছিল, পদে পদে আহলে বায়তের ওপর অপমান, লাঞ্কুনা, নির্যাতন ও নিপীড়ন 
নেমে আসছিল অথচ শেরে খোদা অসহায় দর্শকের মত তা কেবল দেখছিলেন । 
অন্যায়ের মুখেও তিনি ছিলেন নির্বিকার, নির্যাতনের মুখেও নীরব । একটি বারের 
জন্যও শোনা যায়নি তার হায়দরী হাক, খাপমুক্ত হয়নি তার যুলফিকার | এ 
বৈপরীত্য ও স্ববিরোধিতার কী জওয়াব হতে পারে? ইমাম ইবনে তায়মিয়া (র) 
লিখেছেন ঃ 
শী'আ পন্থীরা স্ববিরোধী বক্তব্যই প্রদান করে থাকে । হযরত আলীকে তারা 
শ্রেষ্ঠ সাহসী ও বীরযোদ্ধা বলে দাবী করে। আল্লাহ্র রসূলের দীনকে যেন 
তিনিই কায়েম করেছেন এবং আল্লাহ্‌র রসূল সর্বতোভাবে তার উপরই 
ছিলেন নির্ভরশীল । শী“আরা এতদূরও বলে থাকে যে, দীন কায়েমের ক্ষেত্রে 
হযরত আলী আল্লাহ্‌র শরীক ছিলেন। অথচ ইসলামের বিজয় অর্জিত 
হওয়ার পর তার অক্ষমতা ও দুর্বলতা, অসহায়ত্ব ও অস্থিরতা এবং তাকিয়া 
ও ছলনা-নির্ভরতার কল্লিত ঘটনা থেকে মনে হয় যেন তার চেয়ে কমযোর, 
অসহায়, নীতি ও বিবেক বর্জিত মানুষ আর দ্বিতীয়টি ছিল না। অথচ 
সন্দেহাতীত সত্য এই যে, ইসলাম কবুল করার পর হক ও সত্যের তিনি 
ছিলেন অধিক অনুগামী । আশ্চর্য! দীন কায়েমের ক্ষেত্রে যে ব্যক্তি আল্লাহ্‌র 
শরীক ছিলেন, কাফির মুশরিকদের যিনি পর্যুদস্ত করে ছাড়লেন এবং 
তাদেরকে ইসলাম গ্রহণে বাধ্য করলেন, সেই শক্তি ও সাহস তিনি তাদের 
বিরুদ্ধে কেন দেখালেন না যারা নাকি তারই চোখের ওপর ইসলামের 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ৩০৫ 


গোড়া কাটতে শুরু করেছিল; অথচ সংখ্যায় ও শক্তিতে তারা কাফিরদের 
তুলনায় দুর্বলই ছিল। পরস্ত এই বিরোধীরা তো আর যাই হোক-_হক ও 
সত্যের কিছুটা কাছাকাছিই ছিল।৯ 


ইমামত প্রসঙ্গ 


শী'আদের ইমামতের ‘আকীদা প্রসঙ্গেও ইমাম ইবনে তায়মিয়া (র) বিশদ 
আলোচনা করেছেন। দীনের রোকন হিসাবে ইমামতের যে সংজ্ঞা ও পরিচয় 
তারা পেশ করেছে, তিনি কঠোর ভাষায় তা প্রত্যাখ্যান করেছেন এবং তাদের 
যুক্তি ও উক্তি-নির্ভর যাবতীয় দলীল-প্রমাণ খণ্ডন করেছেন । সেই সাথে “ইমামে 
গায়েব'-এর ‘আকীদা সম্পর্কে সুতীব্র কটাক্ষ করে যুক্তি দেখিয়েছেন যে, ফিতনা 
ও বিভেদ, ফাসাদ ও গোলযোগ এবং অলসতা ও কর্মবিমুখতা ছাড়া এ “আকীদার 
আর কোন ফসল নেই।২ 


কুরআন-সুন্নাহর প্রতি শী“আদের নিস্পৃহতা 

ইমাম ইবনে তায়মিয়া (র) লিখেছেন যে, কুরআন হেফজ করা এবং এর 
অর্থ ও তাফসীর সম্পর্কে জ্ঞান অর্জন করার প্রতি শী'আদের বিন্দুমাত্র আগ্রহ 
নেই। অদ্রপ সহীহ্‌, য'ঈফ ও মওযু' হাদীসের পরিচয় লাভ, হাদীসের সঠিক ভাব 
ও অর্থ উদ্ধার এবং সাহাবা-কিরামের বাণী ও বক্তব্য সম্পর্কে ওয়াকিফহাল নেই, 
কিছু সংখ্যক আহলে বায়তের বর্ণিত স্বল্প সংখ্যক হাদীস ও বাণী-ই হলো তাদের 
বিদ্যার দৌড়। এসবের মধ্যে আবার যথারীতি সত্য-মিথ্যার মিশ্রণ তো 
রয়েছেই ।৩ 


জুমুআ জামা'আত ও মসজিদ বিমুখতা 


ইমামদের সম্পর্কে শীআদের অতিরঞ্জন ও সীমালংঘন সম্পর্কে ইমাম ইবনে 
তায়মিয়া রে) লিখেছেন যে, ইমামদের তারা প্রায় খোদার আসনে বসিয়ে 
আল্লাহ্‌র “ইবাদতের প্রতি অবজ্ঞা প্রদর্শন করেছে। অথচ নবী-রসূল ও তাদের 
অনুসারী ইমামগণ লা-শরীক আল্লাহর 'ইবাদতেরই নির্দেশ দিয়ে গেছেন । 
মসজিদে কখনো সালাত আদায় করলেও তা করে একা একা । সালাত ও 
জামা'আত কায়েমের বড় একটা গরজ নেই তাদের । ইমামদের সমাধিক্ষেত্রগুলো 


১. এ. বণ্ড ৪. পৃ. ৫৬। 

২. এ, খণ্ড, ৩, পৃ. ২৪৯-২৫০। 
৩. মিনহাজুস-সুন্নাহ, ৪০ পু. 
সাধক (২য়)-২০ 


www.almodina.com 


৩০৬ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 


তাদের কাছে মসজিদের চেয়েও পবিত্র ও বরকতপূর্ণ । তাই মসজিদের পরিবর্তে 
সেখানেই তারা ইতিকাফ করে এবং হাজীদের আল্লাহ্‌র ঘর যিয়ারতের মত 
সেগুলোর যিয়ারতের নিয়তে তারা দূর-দূরাস্তর সফর করে থাকে । 


পরবর্তী শী“আরা মু‘তাযিলাবাদে বিশ্বাসী 


বুদ্ধিবৃত্তিক ক্ষেত্রে শী'আরা সাধারণত মু'তাযিলাদের অনুসারী । পক্ষান্তরে 
কিছু লোক গ্রীক দার্শনিকদের ভক্ত । তাদের মাঝে অতিমাত্রায় দর্শন প্রবণতা 
পরিলক্ষিত হয়। শী'আ 'আলিমদের কেউ কেউ যুগপৎ দর্শন, মু'তাযিলী ও 
রাফিযী চিন্তাধারায় প্রভাবিত । মিনহাজু'ল-কারামাহ গ্রন্থকার তাদেরই একজন । 
তার কিতাবের 'আকাইদ ও “ইলমু'ল-কালাম সংক্রান্ত আলোচনাগুলোতে দর্শন ও 
মু'তাষিলী চিন্তাধারার ছাপ সুস্পষ্ট । ইমাম ইবনে তায়মিয়া (র)-ও পাল্টা দর্শন ও 
কালামশান্ত্ৰীয় যুক্তিতর্ক ও জটিল আলোচনার অবতারণা করে সেগুলোর প্রামাণ্য 
ও বিস্তারিত জওয়াব দিয়েছেন এবং যেহেতু “উক্তি ও উদ্ধৃতি'-নির্ভর “ইলমের মত 
‘আকল ও যুক্তি-নির্ভর “ইলমের সমুদ্বেরও তিনি এক পাকা ডুবুরী, সেহেতু বেশ 
হাত খুলেই তিনি লিখতে সক্ষম হয়েছেন । গ্রন্থৃকারের প্রতিটি কথার দাতভাঙা 
জওয়াব দেওয়ার পর আফসোসের সাথে তিনি বলেছেন যে, ‘আকল ও যুক্তিনির্ভর 
‘ইলমের ক্ষেত্রে শী'আদের জানাশোনার স্তর একেবারেই হান্কা। এমনকি তাদের 
বিদগ্ধ 'আলিমদেরও মনে হয় এ শাস্ত্রের পাঠশালায় অবোধ নির্বোধ শিশু ।১ 


অতীত ইতিহাস 

বিভিন্ন স্থানে ইমাম ইবনে তায়মিয়া (র) লিখেছেন যে, ইতিহাসের সকল 
অধ্যায়ে শী'আরা কাফির ও মুশরিকদের শক্তি যুগিয়েছে এবং ইসলাম ও মুসলিম 
উম্মাহর সাথে গাদ্দারী করে ইসলামী সালতানাতের ক্ষতি সাধন করেছে । তাই 
কতকটা বাধ্য হয়েই যেন তাকে এ নির্মম সিদ্ধান্ত টানতে হয়েছে। 


মোটকথা, ইসলামের নামে তাদের গোটা ইতিহাসই মসিলিপ্ত ।২ 


ভারসাম্যপূর্ণ মধ্য পন্থায় আহলে সুন্নত 

ইবনে তায়মিয়া (র)-র মতে, ইসলামী ফিরকা ও উপদলসমূহের মধ্যে 
আহলে সুন্নতই শুধু অতিরঞ্জান ও শিথিলতা পরিহার করে ভারসাম্যপূর্ণ পথ ও 
মধ্যপন্থা গ্রহণ করেছে। তার মতে, আহলে বায়তের প্রতি মুহব্বত পোষণ এবং 
সাহাবা-কিরামের প্রতি সম্মান প্রদর্শনের মাঝে কোন বিরোধ নেই । আহলে সুন্নত 
অত্যন্ত সার্কভাবে এ উভয় নি'আমতকে নিজেদের মধ্যে ধারণ করে এসেছে 
এবং এটাই হলো প্রকৃত ইসলাম । তিনি লিখেছেন 8 
১. এ, খ. ১, পূ: 
২. এ, খ. ৪. পৃ. ১১১। 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ৩০৭ 
আহলে সুন্নত সকল মু'মিনের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রদর্শন পূর্বক 'ইল্ম 
ও প্রজ্ঞা এবং ন্যায় ও ইনসাফের আলোকেই আলোচনা ও বক্তব্য পেশ করে 
থাকে । তাদের পথ মুর্খ ও নির্বোধদের পথ নয়, নয় প্রবৃত্তি পূজারী ও 
শয়তানের সেবাদাসদের পথ । খারিজী ও রাফিযী উভয় পথ ও মতই তাদের 
নিকট সমানভাবে বর্জনীয় । পূর্ববর্তী সকলের প্রতিই রয়েছে তাদের সমান 
শ্রদ্ধা ও ভালোবাসা এবং আস্থা ও বিশ্বাস । সাহাবায়ে-কিরামের ফযীলত ও 
মর্যাদা এবং তাদের গুণ ও মহত্ত সম্পর্কে তারা অত্যন্ত সচেতন । সাথে সাথে 
আহলে বায়তের ইহসান ও অবদানের খণ স্বীকার করাকেও তারা অত্যন্ত 
জরুরী মনে করে। শরীয়তের দৃষ্টিতে তাদের প্রাপ্য মর্যাদাটুকু দিতে তারা 
একান্ত বদ্ধপরিকর ৷” 


১. এ, খ. ১, পৃ. ১৬৫। 


www.almodina.com 


ইমাম ইবনে তায়মিয়ার সময়কাল 


ইমাম ইবনে তায়মিয়া (র)-র যুগে শরীয়ত সংক্রান্ত শান্ত্রসমূহের অসাধারণ 
বিস্তৃতি ঘটেছিল । বিশেষত তাফসীর, হাদীস, ফিকহ ও ফিকহ বিজ্ঞান ইত্যাদি 
প্রতিটি বিষয়ে এত বিরাট 'গ্রন্থাগার' তৈরী হয়ে গিয়েছিল যে, শুধু একটি বিষয়ে 
ব্যুৎপত্তি ও বৈদগ্ধ অর্জন করা, এমনকি শাস্ত্রীয় গ্রন্থাগার সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা 
লাভ করাও তখনকার মাঝারি পর্যায়ের একজন “আলিমের পক্ষে দুর্লভ 
‘একাডেমিক কৃতিত্ব" মনে করা হতো । তবে তার যুগে এমন 'আলিম ও 
অধ্যাপকের সংখ্যাও প্রচুর ছিল যারা সব ক'টি শাস্ত্রের গ্রন্থাগার আগাগোড়া 
অধ্যয়নের সুযোগ লাভ করেছিলেন । তাদের মধ্যে আবার উল্লেখযোগ্য সংখ্যক 
‘আলিম এমনও ছিলেন যারা নিজেদের দুর্লভ স্মৃতিশক্তি, আত্মনিমগ্রতা, ব্যাপক 
অধ্যয়ন ও অধ্যাপনার কল্যাণে গোটা কুতুবখানা নিজেদের সিনায় সংরক্ষণ করে 
নিয়েছিলেন এবং বিতর্ক, আলোচনা-সমালোচনা ও অধ্যাপনার সময় ইচ্ছেমত 
সেগুলোর ব্যবহার ও প্রয়োগ করতে সক্ষম হতেন । এ প্রসঙ্গে আল্লামা কামালুদ্দীন 
ইবনু'য-যামালকানী, আল্লামা তকীউদ্দীন, আলী ইবনে সুবকী, শামসুদ্দীন 
আয-যাহবী, আবুল হাজ্জাজ আল-মিযযী প্রমুখের নাম উল্লেখ করা যায়। 
sl ২৮১৮০) ৩০০৪৮ থেকে সেই সময়ের বৈদগ্ধ, প্রত্যুৎপন্নমতিত্ব এবং 
জ্ঞান ও প্রজ্ঞাগত বৈচিত্র সম্পর্কে কিছুটা অনুমান করা যেতে পারে । সে সময় 
দু'একজন ‘আলিম এমনও ছিলেন যাদেরকে শাব্দিক অর্থেই ইসলামী 
জ্ঞান-বিজ্ঞানের জীবন্ত বিশ্বকোষ হিসাবে গণ্য করা যেত । তবে একথাও সত্য যে, 
শাস্ত্রীয় বিস্তৃতি সত্তেও চিন্তা ও প্রজ্ঞার ক্ষেত্রে সে তুলনায় গভীরতা সঞ্চারিত হয় 
নি.। দীর্ঘদিন থেকেই এমন 'আলিম ও চিন্তানায়কের সুতীব্র অভাব অনুভূত হচ্ছিল 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ৩০৯ 


যারা ইসলামী গ্রন্থাগারের উপর সমালোচনা ও পর্যালোচনার দৃষ্টি দিতে পারেন 
এবং পূর্বসুরীদের মতামত ও চিন্তাধারা বিচার-বিশ্লেষণের মাধ্যমে নিজস্ব 
মতামত ও গবেষণা সংযোজন করতে পারেন। পূর্বসূরীরা যে মহামূল্যবান 'ইলমী 
মীরাছ ও একাডেমিক উত্তরাধিকার রেখে গিয়েছিলেন, উত্তরসুরীদের অধিকাং 
তখন সেগুলো আয়ত্ত করা এবং ব্যাখ্যা ও সংক্ষিপ্তসার পেশ করার মাঝেই 
নিজেদের কর্মকাণ্ড সীমিত রেখেছিলেন । নতুন গবেষণা ও সংযোজনের ধারা বন্ধ 
ছিল বেশ কিছুদিন থেকেই । ইজতিহাদ ও সৃজনমুখী রচনাকর্মের তখন দারুণ 
অভাব পরিলক্ষিত হচ্ছিল। সে যুগের ‘গৌরবময়’ রচনাকর্মগুলোর বৈশিষ্ট্য শুধু 
এই যে, বিক্ষিপ্ত তথ্যসমূহকে তাতে সুরিন্যস্ত আকারে গ্রন্থবদ্ধ করা হয়েছিল 
অথবা পূর্ববর্তী কোন মূল ফিকহ গ্রন্থের উত্তম ব্যাখ্যা প্রদান করা হয়েছিল। 


ইবনে তায়মিয়ার রচনাকর্মের বৈশিষ্ট্য 
ইমাম ইবনে তায়মিয়া (র) তার আল্লাহ-প্রদত্ত প্রখর মেধা ও স্বৃতি শক্তি 
কাজে লাগিয়ে গোটা ইসলামী গ্রন্থাগার আত্মস্থ করে নিয়েছিলেন এবং নিজস্ব 
রচনাকর্মে সেগুলোর সুন্দর ও উপযোগী প্রয়োগও ঘটিয়েছিলেন। কিন্তু তার অতৃপ্ত 
মেধা ও প্রজ্ঞা এবং সৃজনশীল চিন্তা ও প্রতিভা, সর্বোপরি জলপ্রপাতের মত উচ্ছল 
গতিময় লেখনীশক্তি শুধু ব্যাখ্যা, টীকা ও সংক্ষেপীকরণের গতানুগতিক কর্মকাণ্ডে 
সন্তুষ্ট ছিল না। কর্মের এক সুবিস্তৃত জগত যেন হাতছানি দিয়ে তাকে ডাকছিল। 
কুরআন-সুন্নাহর সুগভীর জ্ঞান, শরীয়তের ভাব ও উদ্দেশ্য সম্পর্কে পূর্ণ সচেতনতা 
এবং ফিকহ ও ইজতিহাদের অঙ্গনে পাণ্ডিত্য ও বৈদগ্ধের ছাপ তার প্রতিটি লেখা 
ও রচনায় ছিল সুস্পষ্ট । যে বিষয়েই তিনি কলম ধরতেন সাম্প্রতিক চিন্তা ও তথ্য 
সংযোজনের মাধ্যমে তাতেই নতুন প্রাণ সঞ্চার করতেন। তার কোন রচনাকর্মই 
নতুন একাডেমিক তথ্য ও তত্ত্ব, নতুন ইজতিহাদ ও সংযোজন এবং মৌলিক 
আলোচনা ও সমালোচনার অমূল্য সম্পদ থেকে বঞ্চিত নয়; বরং তাতে রয়েছে 
কুরআন-সুন্নাহর অধ্যয়ন ও উপলব্ধি অর্জনের নতুন নতুন দিক-নির্দেশনা, নব নব 
দিগন্তের ইশারা । ইমাম সাহেবের দু'টি বিরাট ও মূল্যবান গ্রন্থ ১1১৯! 
Lull cl '2-৯২]1-এর বিস্তারিত পর্যালোচনা এবং বিষয়বস্তুর 
ংক্ষিপ্তসার ইতিপূর্বে আমরা পেশ করে এসেছি। তার অন্যান্য রচনাকর্মেও 
রয়েছে মুজতাহিদসুলভ প্রজ্ঞা, সৃজনশীল মেধা এবং বিরল সমালোচনা শক্তির 
স্বাক্ষর, যা যুগে যুগে মুসলিম জাহানের সৃজনশীল মেধা ও প্রতিভাগুলোকে নতুন 
চিন্তার খোরাক যোগায় এবং বিদপ্ধজনদের সামনে নতুন তথ্য ও উপাদান, 
অভিনব গবেষণা ও ইজতিহাদের সওগাত তুলে ধরে । এ প্রসঙ্গে ৮ ১৯1। 


www.almodina.com 


৩১০ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 


৬০১৪৮-১০। ১১৪০০৮]। 1১১০4175551 * 1৬৮ প্রভৃতি গ্রন্থের নাম 
উল্লেখ করা যায়। মানুষকে চিন্তা ও গবেষণার পথে উদ্বুদ্ধ করা এবং তাদের 
সামনে নতুন নতুন বুদ্ধিবৃত্তিক ও শিক্ষণীয় ক্ষেত্র তুলে ধরা, চিন্তা ও গবেষণার 
জন্য নতুন নতুন বিষয়বস্তু উপস্থাপন করার ক্ষেত্রে উল্লিখিত বইগুলো স্ব-স্ব 
গণ্ডিতে অত্যন্ত সার্থক ও ফলপ্রসূ রচনা । 


তাফসীর 


তাফসীর শান্ত্রকে ইমাম ইবনে তায়মিয়া (র) তার রচনা ও গবেষণা 
জীবনের বিশেষ বিষয়রূপে গ্রহণ করেছিলেন । এ শাস্ত্রে তার অনুরাগ এত প্রবল 
ছিল যে, প্রায় সব লেখাতেই তাফসীর বিষয়ক উপাদান ও উপকরণ প্রচুর 
পরিমাণে স্থান পেয়েছে। নিজস্ব মতামতের সমর্থনে প্রয়োজনীয় তাফসীর ও 
ব্যাখ্যাসম্বলিত আয়াত পেশ করা ছিল তার প্রিয় স্বভাব । বিষয় প্রসঙ্গে কোন 
আয়াত সামনে এলে প্রয়োজনীয় তাফসীর ও ব্যাখ্যা না করে এগিয়ে যাওয়া তার 
পক্ষে কিছুতেই সম্ভব হতো না। তার ছাত্রদের বর্ণনা মতে ত্রিশ খণ্ডেরও বেশী এক 
সুবিশাল তাফসীর গ্রন্থ তিনি লিখেছিলেন । বলা বাহুল্য যে, উক্ত তাফসীরের 
পাণ্ডুলিপি হস্তগত হলে তাফসীর জগতের এক অমুল্য রতু ও নির্ভরযোগ্য 
ভাণ্ডাররূপে তা গণ্য হত। জ্ঞান ও চিন্তার গভীরতা, বোধ ও রুচির পরিচ্ছন্নতা, 
রিওয়ায়াত ও বর্ণনার ক্ষেত্রে পরিপক্কতা, জ্ঞান ও পরিবেশ সম্পর্কে পূর্ণ 
সচেতনতা, কুরআন ও সুন্নাহর আলোকে জীবন সমস্যার নির্ভুল সমাধান প্রদানের 
সহজাত ক্ষমতা, দীন ও শরীয়তের প্রশ্নে আপোষহীন মনোভাব এবং আমর 
বি"ল-মারূফ ও নাহী “আনি'ল-মুনকারের যে টগবগে আবেগ ও দাওয়াতী জযবা 
আল্লাহ পাক তাকে দান করেছিলেন সে দিকে লক্ষ্য করে বলা যায় যে, তার 
কলমে লেখা তাফসীর গ্রন্থই সম্ভবত সর্বোত্তম ও সর্বাঙ্গীন তাফসীরের মর্যাদার 
অধিকারী হতে পারত । উপরিউক্ত বিস্তৃত ও ধারাবাহিক তাফসীর গ্রন্থটি বিলুপ্ত 
হয়ে গেলেও বিভিন্ন সূরার খণ্ডিত তাফসীর ছাপার অক্ষরে ইতিমধ্যে প্রকাশ 
পেয়েছে। সেগুলো থেকেও তাফসীর শাস্ত্রে তার সুবিশাল ব্যক্তিত্ব সম্পর্কে বিধিরৎ 
ধারণা লাভ করা যায়। এ পর্যন্ত প্রকাশিত খণ্ডিত তাফসীরগুলো হলো $ (১) 
তাফসীরু সৃরাতি'ল-ইখলাস, (২) তাফসীরু মু'আওয়াযাতায়ন, (৩) তাফসীরু 
সুরাতি'ন-নূর ৷ এ ছাড়া তার রচনা সমগ্র থেকে তাফসীর বিষয়ক অংশগুলো 
১. শেষোক্ত কিতাবটির বিষয়বস্তু যদিও অমুসলিমদের আচার-অনুষ্ঠান, রীতি ও বৈশিষ্ট্য বর্জন 

সংক্রান্ত আলোচনা, তথাপি ইমাম ইবনে তায়মিয়া (র) তাতেও যথারীতি মুল্যবান ও অনবদ্য 

আলোচনার অবতারণা করেছেন। ফলে তা ইমাম সাহেবের শ্রেষ্ঠ খ্রন্থসমূহের অন্যতম 


বিবেচিত হয়েছে । গ্রন্থটির একটি সংস্করণ কায়রো থেকে বেশ জাকজমকের সাথে প্রকাশিত 
হয়েছে । উর্দু সংস্করণও অতিশীঘ্ব প্রকাশিত হচ্ছে। 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ৩১১ 


স্বতন্ত্র গ্রন্থাগারে পকাশ করা হয়েছে ।৯ কুরআন-প্রেম ও তাফসীর নিমগ্রতা ইমাম 
সাহেবের জীবনের এমন বৈশিষ্ট্যপূর্ণ দিক ছিল যে, তার জানাযায় ঘোষণা 
হয়েছিল এভাবে £ কুরআনের মুখপাত্রের জানাযা (১।৯১০ ০ 511]| 
৩1১21) উসূলে তাফসীর সম্পর্কেও তার একটি চটি বই রয়েছে এবং আমাদের 
জানা মতে সংশ্লিষ্ট বিষয়ে সেটাই হচ্ছে প্রথম রচিত পুস্তিকা । 


হাদীস 

হাদীস ও হাদীস ব্যাখ্যা-শান্ত্রে ইমাম ইবনে তায়মিয়া (র)-র স্বতন্ত্র কোন 
রচনাকর্ম নেই। কেননা সপ্তম ও অষ্টম শতাব্দীতে এ শাস্ত্র এমন ব্যাপ্তি ও পূর্ণতা 
লাভ করেছিল যে, নতুন রচনাকর্মের বিশেষ প্রয়োজনও ছিল না। তবে তার 
রচনা-সমগে উসূলে হাদীস, রিজাল শাস্ত্র, হাদীস সমালোচনা ও হাদীসতত্তের যে 
বিপুল উপাদান পাওয়া যায় সেগুলো স্বতন্ত্র গ্রন্থের রূপ পেলে মানে ও কলেবরে 
নিঃসন্দেহে তা এক অমূল্য ভাণ্তারের মর্যাদা লাভ করবে । বিশেষত জাল হাদীস 
সম্পর্কে যেরূপ নির্দ্িধ ও যুক্তিনিষ্ঠ মতামত তিনি পেশ করেছেন তা অন্য কোথাও 
পাওয়া দু্ধর। এ প্রসঙ্গে 'মিন্হাজু*স-সুন্নায়' যে পরিমাণ উপাদানে তিনি তঘহ 
করেছেন এবং বহু সংখ্যক প্রচলিত হাদীস সম্পর্কে যে সারগর্ভ বক্তব্য রেখেছেন 
তা অত্যন্ত কার্যকর, দুর্লভ ও মূল্যবান । 


উসৃল-ই-ফিকহ 

ফিক্হ্‌ বিজ্ঞানে (উসূলে-ই-ফিক্হ) ইমাম ইবনে তায়মিয়া (র)-র 
্ত্যুৎপন্নমতিত্ব ও ইজতিহাদী প্রজ্ঞা ছিল সে যুগের আলিমদের জন্য ঈর্ষণীয় 
বিষয়। ফিকহ বিজ্ঞানসংক্রান্ত তার সব রচনাতেই পরিদৃষ্ট হয়। বিশেষত 
১৪-০1-1১০4 ০৮০৪5 গ্রন্থ এবং ফতওয়া সংকলনে এতদসংক্রান্ত 
আলোচনার বিরাট ভাণ্ডার রয়েছে। এ ছাড়া L/L UL) এবং 0৮৫১, 
৬০০১) ale dl 4৯-৯৪|। নামক স্বতন্ত্র দুটি বইও তার স্মৃতি হয়ে আছে। 

ইমাম ইবনে তায়মিয়া (র)-র রচনাবলীর পর্যালোচনা করলে দেখা যাবে 
যে, তার লেখার প্রায় দুই-তৃতীয়াংশ কিংবা অর্ধেক অংশ জুড়ে আছে 'আকাইদ ও 
কালামশাস্ত্র-সংক্রান্ত আলোচনা । বিভিন্ন শহরের নামে নামকরণকৃত ২ তার 
পুস্তিকাগুলোতে তার কালাম ও “আকাইদ সংক্রান্ত চিন্তাধারা ও যুক্তিপ্রয়োগ 
ক্ষমতা, ধর্মীয় আপোষহীনতা, সুগভীর জ্ঞান, প্রজ্ঞা ও মেধার যথার্থ পরিচয় 
পাওয়া যাবে। 


১. সম্প্রতি এটা তাফসীরু ইবনে তায়মিয়া" নামে মাতবা'আ কায়্যিমাহ, বোষ্বে থেকে প্রকাশিত 
হয়েছে। 

২. যে শহর থেকে কোন বিষয়ে ফতওয়া চেয়ে পাঠানো হতো সাধারণত সে শহরের নামেই উক্ত 
"ফতওয়ার নামকরণের রেওয়াজ ছিল । যেমন শরাহ ইসবাহানিয়া, রিসালা, হামাবিয়া, 
তাদমুরিয়া, ওয়াসিতিয়া, কীলানিয়া. বাগদাদিয়া, আযহারিয়া ইত্যাদি 


www.almodina.com 


৩১২ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 


ফিকহ্‌ ও ইসলামী আইন শাস্ত্র 

ইমাম ইবনে তায়মিয়া (র)-র আমলে প্রত্যেক ফিকহ্‌ এতটা বিন্যস্ত ও 
গ্রন্থবদ্ধ রূপ পরিগ্রহ করেছিল যে, তাতে নতুন সংযোজনের চেষ্টা ছিল এক দুরূহ 
ব্যাপার। তা সত্বেও অসংখ্য আহকাম ও মাসায়েলের ক্ষেত্রে কুরআন, সুন্নাহ্‌, 
ইজমা, কিয়াস ও ফিকহ্শান্ত্রের মুল নীতিমালার আলোকে তিনি নিজস্ব 
ইজতিহাদ প্রয়োগ করেছেন এবং ফিকহ্শাস্ত্রের আহকাম ও সিদ্ধান্তমালা যে 
বিশুদ্ধ হাদীস থেকে গৃহীত তা দেখানোর চেষ্টা করেছেন। সেই সাথে হাদীস ও 
ফিকহ্‌-শান্ত্রের (কল্পিত) বিরোধ দূর করে উভয়ের মাঝে সমন্বয় ও সাদৃশ্য তুলে 
ধরার সার্থক প্রচেষ্টা চালিয়েছেন । প্রত্যেক মাযহাবের বিচারক ও মুফতীগণ স্ব-স্ব 
যুগের উদ্ভূত সমস্যাবলীর সমাধান এবং যুগের দাবী ও চাহিদা পূরণের উদ্দেশ্যে 
চিন্তা, গবেষণা ও ইজতিহাদের আশ্রয় নিয়েছেন । ইমাম ইবনে তায়মিয়া (র)ও 
উদ্ভূত সমস্যা ও যুগচাহিদার প্রেক্ষিতে নিজস্ব ইজতিহাদ প্রয়োগ করেছেন এবং 
ফতওয়া ও সিদ্ধান্তমালার এক বিশাল ভাণ্ডার রেখে গেছেন যা ১১। | (53058 
২.১ নামে চার খণ্ডের বিরাট কলেবরে প্রকাশিত হয়েছে।৯ ফিকহী আহকাম 
ও মাসায়েল ছাড়াও উক্ত সংকলনে রয়েছে বিভিন্ন তাত্তিক প্রশ্ন ও মৌলিক 
আলোচনার এক বিরাট ও মূল্যবান ভাণ্ডার । 


পরবর্তী যুগে ইমাম ইবনে তায়মিয়ার প্রভাব 

ইমাম ইবনে তায়মিয়া (র) যে মহান বুদ্ধিবৃত্তিক কর্মযজ্ঞ আঞ্জাম দিয়েছেন 
তাতে যেমন ছিল ব্যাপকতা ও গভীরতা, তেমনি ছিল উক্তি ও যুক্তি উভয় জ্ঞানের 
চমৎকার সমন্বয় । তবে তার সবচেয়ে বড় অবদান এই যে, শরীয়তী শান্ত্রসমূহের 
সংস্কারের খিদমতও তিনি আঞ্জাম দিয়েছেন এবং ইসলামী চিন্তা ও গবেষণা 
জগতে দৃশ্যমান বশ্যতা ও অবক্ষয় দূর করেছেন, ‘ইলমের নতুন নতুন পথ রচনা 
করেছেন, চিন্তা ও গবেষণার নব নব দিগন্ত উন্মোচন করেছেন । এমন মূল্যবান 
রচনা-সম্তার তিনি রেখে গেছেন যা চিন্তায় প্রসারতা আনতে সক্ষম এবং যা মনে 
উৎসাহ-উদ্দীপনা জাগ্রত করে এবং কর্মে উচ্ছল গতি সৃষ্টি করে। তার রচনা- 


১. উক্ত ফতওয়া সংকলন মিসর থেকে ১৩২৬ হিজরীতে শেখ ফারাজুল্লাহ যাকী কুরদীর 
তত্ত্বাবধানে ছাপা হয়েছে। চার খণ্ডের মোট পৃষ্ঠা সংখ্যা ১৫৮৬। চতুর্থ খণ্ডের শেষে 
| ০১1 )৮০31 নামে একটা অধ্যায় যোগ করা হয়েছে। এতে বিভিন্ন বিষয়ে ইমাম 
ইবনে তায়মিয়ার ব্যতিক্রমী সিদ্ধান্তসমূহ একত্র করা হয়েছে । ফতওয়া সংকলনের পঞ্চম খণ্ডে 
রয়েছে কালাম ও 'আকাইদ শাস্ত্র সংক্রান্ত বিভিন্ন আলোচনা । সউদী সরকার ২১১ | (৪5 
২.০ নামে ত্রিশ খণ্ডের যে বিশাল সংকলন ছেপেছেন তাকে ফিকহশান্ত্রের এক পূর্ণাঙ্গ 
বিশ্বকোষ বলা যেতে পারে 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ৩১৩ 
সন্তারের কল্যাণকর প্রভাবেই যুগে যুগে বিরাট ব্যক্তিত্বের অধিকারী লেখক, 
চিন্তাবিদ, সংস্কারক, নিষ্ঠাবান অসংখ্য দাওয়াতী কর্মী জন্ম নিয়েছেন। আট 
শতকের পর থেকে বুদ্ধিবৃত্তিক ও সংস্কার আন্দোলনের ক্ষেত্রে সেই ধারাবাহিকতা 
পরিলক্ষিত হচ্ছে নিঃসন্দেহে ইমাম ইবনে তায়মিয়ার তাতে উল্লেখযোগ্য অবদান 
রয়েছে এবং একথা স্বীকার করতেই হবে যে, ইসলামী চিন্তার জগতে এবং 
“ইল্ম ও শরীয়তের অংগনে শীর্ষস্থানীয় যুগশ্রেষ্ঠদের কাতারে শামিল হওয়ার 
যোগ্যতা তার রয়েছে। বিশেষত হিজরী বার শতকের পর থেকে ইসলামী 
দুনিয়ার বিভিন্ন দিগন্তে যে সকল চিন্তা-চেতনা, বুদ্ধি-বৃত্তিক ও সংস্কার আন্দোলন 
জন্ম লাভ করেছে, সেগুলোর বড় উৎস ও চালিকা শক্তিই হলো ইমাম ইবনে 
তায়মিয়ার রচনা-সম্তার । 


www.almodina.com 


দশম অধ্যায় 


ইসলামী চিন্তাধারার পুনরুজ্জীবন £ আকাইদের উৎস কুরআন ও সুন্নাহ্‌ 


“আকীদা ও বিশ্বাসের নির্ভুল উৎস 


ইমাম ইবনে তায়মিয়া (র)-র একটি মৌলিক সংস্কারমূলক অবদান এই যে, 
বিলুপ্তপ্রায় ইসলামী চিন্তাধারার তিনি পুনরুজ্জীবন ঘটিয়েছেন এবং সম্ভবত এটাই 
তার জীবনের শ্রেষ্ঠ কীর্তি। অন্যান্য চিন্তাধারার তুলনায় ইসলামী চিন্তাধারার 
বৈশিষ্ট্য এই যে, আসমানী ওহী এবং নবুওয়তে মুহাম্মদী হলো এর ভিত্তি-কিয়াস 
ও যুক্তি, অভিজ্ঞতা ও অনুমান এবং মানবীয় বুদ্ধি ও গবেষণা এর ভিত্তি নয়। 
কালামুল্লাহ ও সুন্নতে রসূল (সা)-এর আলোকেই নির্ধারিত হবে 'আকীদা ও 
বিশ্বাস এবং দীনি হাকীকত ও সত্যসমূহের ভিত্তি । আল্লাহ্‌র যাত ও সিফাত, সৃষ্টি 
ও কর্ম, বিশ্বের আদি ও অন্ত, সৃষ্টি ও লয়, কর্মফল ও শাস্তি-পুরক্কারসহ যাবতীয় 
অতিপ্রাকৃতিক বিষয় সম্পর্কে রাসূল (সা) যা বলেছেন এবং যতটুকু বলেছেন 
সেগুলোই হচ্ছে ‘আকীদা ও বিশ্বাস এবং হাকীকত ও চিরন্তন সত্য । বস্তুত ওহী 
ও নবুওয়ত ছাড়া এগুলো জানার এবং বিশ্বাস করার অন্য কোন মাধ্যম নেই। 
কেননা প্রাথমিক জ্ঞাত বিষয়ই হলো যাবতীয় তথা ও সত্য জানার মাধ্যম | অথচ 
দীনী ও গায়বী হাকীকত ও সত্যসমূহের প্রাথমিক সূত্রগুলোও কারো জানা নেই। 
কোন নতুন ও অজ্ঞাত বিষয় জানার একমাত্র মাধ্যম হলো জ্ঞাত বিষয় ও 
সূত্রগুলোকে এমনভাবে বিন্যস্ত করা যা মানুষকে কোন অজ্ঞাত বিষয়ের জ্ঞান 
লাভের পর্যায়ে উপনীত করে । কিন্তু মুশকিল এই যে, প্রাকৃতিক ও জড়জাগতিক 
বিষয়সমূহের প্রারম্ভিক সূত্রগুলো আমাদের যেমন জানা আছে! দীনী ও গায়বী 
হাকীকত বা সত্যসমূহের প্রারম্ভিক সূত্র ও উপাত্তগুলো সেরূপ জানা নেই। 
আল্লাহ্র যাত ও সিফাত তথা গুণ ও সত্তা মানুষের 'আকল ও বুদ্ধি এবং স্থূল 
অনুভূতি ও ইন্দ্রীয় শক্তির উর্ধ্বের বিষয় এবং এ সম্পর্কে মানুষের কোন রকম 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ৩১৫ 


অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ নেই এবং বুদ্ধির ব্যবহার ও যুক্তি প্রয়োগেরও কোন 
বুনিয়াদ নেই। ৮ «1১ »€ ১৯ তার কোন তুলনা নেই। সুতরাং এ 
সম্পর্কিত জ্ঞান লাভের জন্য সেই মুবারক জামা'আতের ওপর নির্ভর করা ছাড়া 
কোন উপায় নেই যাদেরকে আল্লাহ্‌ নিজেই অনুগ্রহবশত স্বীয় গুণ ও সত্তার “ইল্ম 
দান করেছেন এবং সত্য লাভের জন্য নূর ও হিদায়াত দান করেছেন। এই এঁশী 
মাধ্যমকে উপেক্ষা ও অস্বীকার করার কিংবা এ বিষয়ে আলোচনা ও যুক্তি প্রয়োগ 
করার কোন অধিকার আমাদের নেই। এই চিরন্তন সত্যকেই আল-কুরআন 
আল্লাহ্‌র এক নবীর মুখে এভাবে ভাষা দিয়েছে ঃ 
- ০1১৯ ১৪৩ 411 ৬৪ ৮১৩৯৮৯০। JG 

তিনি বললেন £ তোমরা কি আল্লাহ (-র যাত ও সিফাত) সম্পর্কে আমার 
সাথে বিতর্কে লিপ্ত হতে চাও, অথচ আল্লাহ আমাকে এ সম্পর্কিত জ্ঞান দান 
করেছেন? 


দর্শনের অর্থহীন প্রয়াস 


এ এমনই স্পষ্ট ও আলোকিত সত্য যার পর আল্লাহর যাত ও সিফাতের 
“ইল্ম হাসিলের জন্য দর্শন কিংবা যুক্তিবিদ্যার আশ্রয় গ্রহণের কোন প্রয়োজনই 
ছিল না। কিন্তু মানুষের জ্ঞান সাধনার ইতিহাসে রীতিমত বিস্ময়কর ঘটনা এই 
যে, কয়েক হাজার বছর পর্যন্ত এ অর্থহীন কর্মকাণ্ডে দর্শন নিজেকে নিয়োজিত 
রেখেছে এবং এমন বিষয়ের অনুসন্ধান চেষ্টায় সে তার শ্রেষ্ঠ মেধা, প্রতিভা ও 
চিন্তাশক্তিকে ব্যয় করেছে যে বিষয়ের প্রারম্ভিক সূত্র ও উপাত্তগুলোও তার জানা 
নেই এবং নিশ্চিত জ্ঞান ও চূড়ান্ত সিদ্ধান্ত লাভের কোন মাধ্যম তার নাগালে নেই 
বলে সে নিজেই স্বীকার করেছে। তা সত্তেও দর্শনসেবীরা স্বাচ্ছন্দ্যের সাথে এই 
নাযুক বিষয়টির অবাধ চুলচেরা বিশ্লেষণ ও খুঁটিনাটি আলোচনায় নাক গলিয়েছেন 
যেমনটি করে থাকেন অভিধান শাস্ত্রবিদগণ শব্দমালা নিয়ে, ব্যাকরণবিদগণ 
বাক্যবিন্যাস নিয়ে, পদার্থবিদগণ বিভিন্ন পদার্থ নিয়ে এবং শল্যবিদগণ মানবদেহ 
নিয়ে। জটিল ও সুক্মাতিসুক্ম অতিপ্রাকৃত বিষয়সমূহে তাদের অবাধ আলোচনা 
দেখে মনে হয় যেন হাতে ধরা যায়, চোখে দেখা যায় এমন সাধারণ ও স্থূল কোন 
বিষয় নিয়ে তারা নাড়াচাড়া করছেন। 


কালামশাস্ত্রবিদদের দর্শনগ্রীতি 


আরো আশ্চর্যের বিষয় এই যে, চিন্তার জগতে গ্রীক দর্শনের আগ্রাসন রোধ 
করার গুরুদায়িতু নিয়ে যাদের বুদ্ধিবৃত্তিক যাত্রা সেই মুতাকাল্লিমগণও দর্শনের 
মূলনীতি ও পরিভাষাগুলো মেনে নিলেন এবং আল্লাহ্‌র যাত ও সিফাত সম্পর্কে 


www.almodina.com 


৩১৬ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 
দার্শনিকদের মত তারাও সৃক্স্াতিসূক্ষস আলোচনা ও চুলচেরা বিচার-বিশ্লেষণে 
এমন আত্মবিশ্বাসের সাথে মেতে উঠলেন মনে হলো তারাও যেন নিজেদের 
ধরা-ছোয়ার ভেতরের কোন সত্তাকে নিয়ে সাধারণ আলোচনায় রত হয়েছেন। 
দর্শন-দুর্গে ফাটল ধরাতে যারা মাঠে নামলেন দুর্ভাগ্যবশত নিজেরাই তারা 
হারিয়ে গেলেন দর্শনের কল্পনা ও পরিভাষার গোলক ধাধায়। সওয়াল-জওয়াব ও 
তর্ক-বিতর্কের উচ্ছ্বাসে দর্শনের এই বুনিয়াদী গলদটুকু ধরিয়ে দিতে তারা ভুলে 
গেলেন যে, যে নাযুক বিষয়ে হস্তক্ষেপের দুঃসাহস তাঁরা করেছেন তার প্রারম্ভিক 
সুত্র ও উপাত্তগুলো পর্যন্ত তাদের জানা নেই। দার্শনিকদের একথা স্মরণ করিয়ে 
দেওয়া তাদের দায়িত্ব ছিল যে, গণিত শাস্ত্র, প্রকৃতি বিজ্ঞান হচ্ছে তোমাদের 
আলোচনা ও গবেষণার ক্ষেত্র । সুতরাং সে গন্তীতেই নিজেদেরকে সীমাবদ্ধ রাখা 
তোমাদের কর্তব্য । ইলাহিয়াত ও আল্লাহ-তত্তের নাযুক সীমানায় অনুপ্রবেশ করা 
সীমালংঘন ছাড়া আর কিছু নয়। কালাম-শাস্ত্রবিদদের উচিত ছিল আল- 
কুরআনের ভাষায় দার্শনিকদের সম্বোধন করে বলা £ 
mln ৬৯৮৯০ ৮১ ৪ MALATE ০১৯১ ১১০৪৪ 
(YY sl 41) ১৬/৯০১ ১1৩124419৮2 ©) 
যে বিষয়ে তোমাদের কিঞ্চিৎ জ্ঞান ছিল সে বিষয়ে তো বিতর্ক করে সেরেছ, 
কিন্তু যে বিষয়ে তোমাদের কোন জ্ঞানই নেই সে.বিষয়েও কেন বিতর্ক 
করছ? আল্লাহ্‌ই শুধু জানেন; তোমরা কিছুই জানো না। 
(আল-ই ইমরান £ আয়াত-২২) 
পরবর্তী যুগে ইসলামী চিন্তাধারার অবক্ষয় 
ইসলামী চিন্তাধারার অবক্ষয় পরবর্তী শতাব্দীগুলোতে এমন পর্যায়ে 
পৌছেছিল যে, আল্লাহ্র অস্তিত্ব, জগতের নশ্বরতা, একতৃবাদ ও মৃত্যু পরবর্তী 
জীবনসহ যাবতীয় “আকীদা ও বিশ্বাসের সত্যতা প্রমাণের জন্য মুতাকাল্লিমদের 
বিন্যাস প্রদত্ত দর্শনভিত্তিক যুক্তি-প্রমাণকেই মাপকাঠিরূপে গ্রহণ করা হয়েছিল । 
হাদীস ও ফিকহবিদদের ক্ষুদ্র দলটি বাদে আর সকলে কালাম ও 
যুক্তিশান্ত্র-বিশারদদের আকল-বুদ্ধিকেই মাপকাঠি ধরে নিয়েছিলেন। 
কুরআন-সুন্নাহর পরিবর্তে মুতাকাল্লিমদের রচনাবলীকেই তারা আহকাম ও 
আকাইদের উৎসরূপে গ্রহণ করেছিলেন । হামলা থেকে আত্মরক্ষা করা এবং 
(দর্শনের স্বঘোষিত মূল নীতিমালা অক্ষুণ্ন রেখে) শরীয়ত দর্শন-বিরোধী নয় 
প্রমাণ করার জন্য আয়াত ও হাদীসের ক্ষেত্রে তারা দর্শনোপযোগী ব্যাখ্যার আশ্রয় 
নিতেন । দর্শনের আলোচনায় অবতীর্ণ হওয়া সত্তেও মন ও মানস তাদের এতই 
প্রভাবিত হয়েছিল যে, দর্শনের স্বঘোষিত মূলনীতি খণ্ডন এবং কালাম শাস্ত্রের 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ৩১৭ 
প্রয়োজনীয় পরিবর্তন ও সংশোধনের পরিবর্তে আয়াত ও হাদীসকেই তারা 
দর্শনোপযোগী করার প্রয়াস নিতেন। এই অদ্ভুত মানসিকতা সম্পর্কে ইমাম 
ইবনে তায়মিয়া (র) লিখেছেন. ঃ 

অবস্থা এই যে, নবীদের আসমানী শিক্ষা যাচাই করার জন্য প্রত্যেক দল 
স্বতন্ত্র নিয়ম বেঁধে রেখেছে । নিজেদের 'আকল-বুদ্ধির ওপর তাদের এত 
অগাধ আস্থা ও বিশ্বাস যে, আকল বুদ্ধি যা অনুমোদন করে সেটাকেই মূল 
ধরে নবীদের শিক্ষা ও বক্তব্যকে তারা তার অনুগত করে নেয় এবং 
নিজেদের নির্ধারিত নিয়ম ও স্বীকৃত নীতিমালার সাথে সামঞ্জস্যপূর্ণ 
অংশটুকুই তারা গ্রহণ করে । পক্ষান্তরে উপরোক্ত নিয়ম ও নীতিমালার সাথে 
সংঘর্ষপূর্ণ অংশটুকু নির্ধিধায় প্রত্যাখ্যান করে।১ 


কালামশান্ত্রের মূল নীতিমালাই হলো সত্যের মাপকাঠি, গভীর ও উচ্চাঙ্গ 
জ্ঞানের আধার এবং নিগৃঢ় তত্ব ও অভিজ্ঞানের ভাণ্ডার, একথা বিশ্বাস করার পর 
মানস জগতে এক বিরাট দ্বন্দের সূত্রপাত হত। অর্থাৎ কালাম শাস্ত্রে এগুলো 
‘প্রকৃত 'ইল্ম হলে রাসূল ও সাহাবা-কিরামের হাদীস ও বাণীতে এ গুলোর হদিস 
নেই কেন? এ সকল সূক্ষ্ম তত্ব ও রহস্যের আলোচনা তারা করেন নি কেন? দর্শন 
ও কালাম শাস্ত্রের ওপর যাদের পূর্ণ “ঈমান' ছিল এবং দর্শনের যাদুতে এভাবে 
মন-মগজ যাদের আচ্ছন্ন ছিল তারা কখনো কখনো সরাসরি, কখনো-বা পরোক্ষ 
ভাষায় বলে দিত যে, তখন ছিল ইসলামের শৈশবকাল । এ সকল হাকীকত ও 
অভিজ্ঞান সম্পর্কে সে যুগের “সাদা-সিধা' ও নিরীহ মানুষগুলোর কোন ধারণা ছিল 
না। পক্ষান্তরে দর্শন-প্রেমের পাশাপাশি সাহাবায়ে-কিরামের প্রতি শ্রদ্ধাও যাদের 
অন্তরে ছিল তারা এমন মানসিক দ্বন্দ ও হতবুদ্ধিতায় ভুগছিলেন যে, এ প্রশ্নের 
সন্তোষজনক কোন মীমাংসায় পৌছানো তাদের পক্ষে সম্ভব হচ্ছিল না। সে যুগের 
দর্শন প্রভাবিত বিভিন্ন মতের বুদ্ধিজীবীদের মানসিক অবস্থা সম্পর্কে ইমাম ইবনে 
তায়মিয়া (র) লিখেছেন £ 
যাদের বিশ্বাস এই যে, কালাম শাস্ত্রে দীনের মৌল বিষয়সমূহ, মৌলিক জ্ঞান, 
আল্লাহতত্্, আদি রহস্য ও মৌলিক দর্শন ইত্যাদি অন্তর্ভুক্ত রয়েছে তাদের 
অনেকে বলে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলায়হি ওয়া সাল্লাম দীনের মৌল 
বিষয় সম্পর্কে অবগত ছিলেন না। অনেকে অবশ্য কিছুটা সমীহ করে বলে 
যে, অবগত তিনি ছিলেন তবে প্রকাশ করেন নি। যাদের অন্তরে সাহাবা ও 
তাবি'ঈদের প্রতি শ্রদ্ধাবোধ রয়েছে॥ আবার দার্শনিক ও কালামশাস্ত্র বিদদের 
মতামতের প্রতিও প্রগাঢ় আস্থা রয়েছে তারা পড়েছে মহা বিপদে ৷ 


১. Jill ৮১৯৮০| Jal ০১১০ 851৯০ UY. ১, পৃ 


www.almodina.com 


৩১৮ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 
তাদের এ প্রশ্নের কোন জওয়াব নেই যে, সেই সম্মানিত ব্যক্তিগণ উপরিউক্ত 
‘শ্ৰেষ্ঠ ‘ইলম' সম্পর্কে কিছু বলে যান নি কেন? যাদের অন্তরে রাসূলুল্লাহ 
(সা)-এর প্রতি ঈমান ও শ্রদ্ধাবোধ রয়েছে তাদের মনে এ খটকা লেগেই 
আছে যে, দীনের এ বুনিয়াদী ও মৌলিক বিষয়গুলোর বিস্তারিত ব্যাখ্যা তিনি 
কেন দিয়ে গেলেন না। অথচ অন্যান্য বিষয়ের তুলনায় এর প্রয়োজন ছিল 
অনেক বেশী ৷” 
ইমাম ইবনে তায়মিয়া (র) বলেন, দর্শন কালামশান্ত্র পূজারীদের মতে 
আল্লাহ্‌ ও তার রাসূলের বাণী অস্পষ্ট ও সংক্ষিপ্ত যা ‘ইলম ও হিদায়াতের জন্য 
সহায়ক নয়। আশ্চর্য! নিজেদের দুর্বোধ্য ও দ্যর্থবোধক বক্তব্যকে তারা ছ্যর্থহীন ও 
সুনির্দিষ্ট বলে রায় দিচ্ছে, অথচ আল্লাহ ও তার রাসূলের ছ্ার্থহীন ও সুনির্দিষ্ট 
কালামকেও দ্বার্থবোধক ও অস্পষ্ট বলে উড়িয়ে দিতে চাইছে ।২ 


‘আকল ও বুদ্ধির পূজা 

দার্শনিক ও সুতাকাল্লিম উভয় পক্ষই কয়েক শতক ধরে ‘আকল ও বুদ্ধির 
এমন জয়গান গেয়েছেন এবং যাত ও সিফাত সংক্রান্ত আলোচনায় বুদ্ধির 
ভূমিকাকে এমন ফুলিয়ে ফাপিয়ে দেখানো হয়েছে যেন ‘আকল ও বুদ্ধিই হচ্ছে এ 
ক্ষেত্রে চূড়ান্ত মাপকাঠি । স্থূল বিষয়সমূহের জন্য যেমন পঞ্চেন্দিয়, প্রায়োগিক 
ক্ষেত্রসমূহের ক্ষেত্র তেমনি অভিজ্ঞতা ও অনুসন্ধান-লব্ধ জ্ঞান। এই সূরতহালের 
ফল এই দাড়াল যে, আহকাম ও 'আকাইদ উভয় ক্ষেত্রে 'আকলই হলো সকল 
সিদ্ধান্তের বুনিয়াদ ও মাপকাঠি । বিগত ছ' শতক ইসলামী ইতিহাসে কোন 
আলিম ও চিন্তানায়কই ‘আকল ও বুদ্ধির এই একচ্ছত্র আধিপত্যের বিরুদ্ধে 
বিদ্রোহের আওয়াজ তোলার হিম্মত করেন নি। আল্লাহ-তত্তব সম্পর্কে দর্শন শাস্ত্রে 
অনধিকার চর্চার বিরুদ্ধে ইমাম গাযালী (র) তীর্যক লেখনী পরিচালনা করলেও 
'আকল-বুদ্ধির একচ্ছত্র আধিপত্য এবং সর্বত্র নাক গলানোর প্রবণতার বিরুদ্ধে 
তিনি ততটা সোচ্চার হতে পারেন নি। আমাদের জানা মতে, ইমাম ইবনে 
তায়মিয়া (র)-ই প্রথম ব্যক্তি যিনি 'বুদ্ধির' স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে প্রতিবাদে 
গর্জে উঠেছিলেন এবং পূর্ণ সাহসিকতার সাথে এ সত্য তুলে ধরেছিলেন যে, ওহী 
ও নবুওয়তই হলো 'আকাইদের মূল উৎস। কোন “আকীদার সত্যতা প্রমাণের 
জন্য ‘আকল ও বুদ্ধি সহায়ক হতে পারে, উৎস হতে পারে না। ইমাম সাহেব 
পরিষ্কার ভাষায় লিখেছেন ঃ 


১০০ 441 04৮২০১4৮০৪১ ৬ € ১) ৬ ১০০ ০৪] ০৬) sl 
- JES ২৪০০ 44118533০০০ ₹1 
১. এ খ. ১. পৃ. ১২। ২. এ খ. ১. পৃ. ১৬৪। 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ৩১৯ 
প্রকৃতিগতভাবেই “আকল শরীয়তের জন্য মূল ও বুনিয়াদের ভূমিকা পালন 
করে না এবং এমন কোন “অবস্থান'ও তাকে দান করে না যা পূর্বে ছিল না 
এবং পূর্ণতার গুণও. তাকে দান করে না।৯ 
‘আকল -বুদ্ধির প্রকৃত মর্যাদা ও অবস্থান 

ইমাম ইবনে তায়মিয়া (র)-র মতে, 'আকল শুধু সহায়কের ভূমিকা পালন 
করতে পারে। অর্থাৎ রাসূলের সত্যতা ও নিম্পাপতার স্বীকৃতি পর্যন্ত মানুষকে 
পৌছিয়ে দেওয়াই হলো “আকলের দায়িত্ব; অতঃপর তার ছুটি । ‘আকল শুধু 
মৌলিকভাবে রসূলের সত্যতা প্রমাণ করবে এবং রাসূলের যাবতীয় সংবাদ ও 
নির্দেশ বিশ্বাস ও পালন করতে উদ্বুদ্ধ করবে । যেমন নতুন আগস্তুককে কেউ 
শহরের মুফতীর কাছে পৌছিয়ে দিয়ে বলল যে, ইনি আলিম ও মুফতী । পরে 
সেই সাধারণ পথ-প্রদর্শক ও মুফতী সাহেবের মাঝে কোন বিষয়ে মতানৈক্য 
দেখা দিলে মুফতী সাহেবকে অগ্রাধিকার প্রদান করাই হবে তার অবশ্য কর্তব্য । 
পথ-প্রদর্শনকারী সেই সাধারণ ব্যক্তির তখন একথা বলার অধিকার থাকবে না 
যে, আমি পথ না দেখালে মুফতী সাহেবের কাছে তুমি পৌছতে কিভাবে?২ 


ইমাম ইবনে তায়মিয়া (র) আরো বলেন £ রিসালাত ও নবুওয়তের সত্যতা 
প্রমাণের পর 'আকলের কর্তব্য হলো রসূলের প্রতি আস্থা রেখে তার নিরং 
আনুগত্য করে যাওয়া যেমন প্রত্যেক শাস্ত্রে শান্ত্র-বিশেষজ্ঞের সিদ্ধান্তকেই শেষ 
কথা মেনে তার আনুগত্য করা হয় এবং নিঃশব্দে তার যাবতীয় পরামর্শ অনুসরণ 
করা হয়। তদ্রীপ আহকাম ও গায়বী বিষয়ের ক্ষেত্রে রাসূলই হলেন অথরিটি এবং 
তার কথাই হতে হবে শেষ কথা । ইমাম সাহেব লিখেছেন £ 
'আকলের দিক-নির্দেশনায় কোন ব্যক্তি যখন জানতে পারে যে, অমুক ব্যক্তি 
আল্লাহ্‌র রসূল, অতঃপর কোন নিশ্চিত সূত্রে রাসূল প্রদত্ত কোন সংবাদ সে 
অবগত হয় আর ‘আকল তাতে সন্দেহ প্রকাশ করে তখন খোদ “আকলেরই 
দাবী এই যে, বিরোধপূর্ণ বিষয়ের ভার এমন ব্যক্তির হাতে ছেড়ে দিতে হবে 
যিনি সে বিষয়ে “আকলের চেয়ে অধিক জ্ঞানের অধিকারী | তাকে ভাবতে 
হবে যে, ‘আকল এটা উপলব্ধি করতে অক্ষম এবং আল্লাহ্‌র যাত, সিফাত ও 
আখিরাতের 'ইলম 'আকলের তুলনায় রসূলেরই অধিক । রাসূল ও 
সাধারণের মাঝে যে পার্থক্য তা রোগী ও চিকিৎসকের পার্থক্যের চেয়ে 
অনেক অনেক গুণ বেশী । 'আকলের নির্দেশে মানুষ ইয়াহুদী চিকিৎসকের 
শরণাপন্ন হয় এবং কষ্ট সত্বেও তার ব্যবস্থাপত্র মেনে চলে শুধু এ জন্য যে, 


১. এ খ. ১, পৃ. ৪৬। 
১. এ খ. ১. পৃ. ৭০। 


www.almodina.com 


৩২০ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 


(ইয়াহুদী হলেও) চিকিৎসা শাস্ত্রে সে তার চেয়ে অভিজ্ঞ। সুতরাং আস্থার 
সাথে তার পরামর্শ ও ব্যবস্থাপত্র মেনে চললে আরোগ্য লাভ হবে । অথচ সে 
জানে যে, চিকিৎসকের ভুলও হতে পারে এবং ব্যবস্থাপত্র হুবহু মেনে চলার 
পরও অনেকের আরোগ্য লাভ হয় না। এমন কি ভুল চিকিৎসা অনেক সময় 
রোগীর মৃত্যুরও কারণ হয়ে দীড়ায়। এত কিছু জেনেও মানুষ চিকিৎসকের 
পরামর্শ ও ব্যবস্থাপত্র মেনে চলে। এমন কি তার নিজস্ব ধারণা ও 
অভিজ্ঞতার বিপরীত হলেও চিকিৎসকের কথা সে অমান্য করে না। সুতরাং 
বোঝা উচিত, নবী-রসূলের মুকাবিলায় অন্য কোন সৃষ্টির (আকলের) কি 
মর্যাদা থাকতে পারে? সেই সাথে মনে রাখা উচিত যে, রাসূল চির সত্যবাদী 
এবং আল্লাহ্র পক্ষ থেকে সর্বদা সত্য বিষয়ই তাকে অবগত করানো হয়। 
সুতরাং রাসূলের কোন সংবাদ বাস্তবের বিপরীত হওয়া অসম্ভব । শুধু 
আকলের দোহাই দিয়ে রসূলের বাণী ও বক্তব্যের বিরোধিতাকারীদের মূর্খতা 
ও গোমরাহীর কোন সীমা-পরিসীমা নেই।১ 


রসূলের উপর নিঃশর্ত ঈমান আনা অপরিহার্য 


দর্শন ও যুক্তিবাদের প্রভাব-বিকারপ্রস্তদের মানসিকতা এ পর্যায়ে এসে 
দীড়িয়েছিল যে, শরীয়ত যুক্তি ও দর্শনের মূলনীতির অনুগত হলে সাগথহে তারা তা 
মেনে নিত, অন্যথায় তাদের মগজ তা গ্রহণ করতে কুষ্ঠা বোধ করত এবং 
তাদের মানস জগতে সীমাহীন দ্বন্দ ও জটিলতা সৃষ্টি হত। এদের মধ্যে যাদের 
স্পর্ধা ও দুঃসাহস সীমা ছাড়িয়ে যেত তারা নির্দ্বিধায় বলে দিত যে, শরীয়তকে 
অবশ্যই বুদ্ধি ও যুক্তির অনুগত হতে হবে । অমুক বক্তব্য যেহেতু বুদ্ধি ও যুক্তির 
পরিপন্থী সেহেতু তা গ্রহণযোগ্য নয়। অতটা দুঃসাহস দেখানোর মুরোদ যাদের 
ছিল না শরীয়তকে তারা বুদ্ধি ও যুক্তির অনুগত করার জন্য অদ্ভূত ব্যাখ্যা প্রদান 
করত এবং দূরতম সম্ভাবনা খুঁড়ে বের করতেও তারা সংকোচ বোধ করত না। 
ইমাম ইবনে তায়মিয়া (র) বিভিন্ন প্রসঙ্গে অকাট্য যুক্তি-প্রমাণ দ্বারা দেখিয়েছেন 
যে, রসূল (সা)-এর প্রতি নিঃশর্ত বিশ্বাস স্থাপন অপরিহার্য । এই নিঃশর্ত বিশ্বাসই 
হচ্ছে নবুওয়ত ও রিসালাতের দাবী । প্রকৃতপক্ষে এরই নাম হলো ঈমান। শর্তযুক্ত 
বিশ্বাসকে শরীয়তের পরিভাষায় ঈমান বলার কোন উপায় নেই । ইমাম সাহেবের 
ভাষায় £ 


Jb ৬৩৬ ভাটি EH’ i ভি 
১১৯১ ০৮৯ 31 JG ৬০৯ ৮১৮৬০ তি bie Hl jbl 
১2০ ০1১৫৯ Glos SSM ১১১৯ ৬৪১০০৯১০৮১৭ ১৬৯ ও) 


১. Jill ০.৯ ile Sn খ. ১ পৃ. ৮০ 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ৩২১ 


মোটকথা, মানুষ ততক্ষণ পর্যন্ত মু'মিন নয় যতক্ষণ না সে বিপক্ষে যুক্তি 
থাকার শর্ত ছাড়াই নির্ধিধ ঈমান আনবে । কেউ যদি বলে যে, রসুল (সা) 
প্রদত্ত সংবাদসমূহে তখনই আমি ঈমান আনব যখন উক্ত সংবাদসমূহের 
বিপক্ষে কোন যুক্তি থাকবে না, তাহলে সে রসূল (সা)-এর প্রতি বিশ্বাসী 
নয়। এই শর্ত দীনের গুরুত্বপূর্ণ মূলনীতি যে সম্পর্কে অবহিত থাকা 
অত্যাবশ্যক ।১ 
অন্যত্র তিনি লিখেছেন £ 
ইসলাম দ্যর্থহীনভাবে বলে দিয়েছে যে, রসূল (সা)-এর প্রতি মানুষকে 
অবশ্যই এমন নির্দিধ ও ব্যাপক ঈমান আনতে হবে যাতে কোন শর্ত বা 
মাত্রা যোগ হবে না। সুতরাং রাসূল (সা)-এর প্রতিটি সংবাদেই বিশ্বাস 
করতে হবে এবং প্রতিটি নির্দেশই পালন করতে হবে। রসূল (সা)-এর বাণী 
ও বক্তব্য-বিরোধী সব কথাই বাতিল ও মিথ্যা বলে গণ্য করতে হবে । যে 
ব্যক্তি নিজের 'আকল ও বুদ্ধির সম্মতি সাপেক্ষে রসূল (সা)-এর কথা বিশ্বাস 
করে এবং ‘আকল ও যুক্তির অনুমোদন না পেলে রসূল (সা)-এর কথা 
প্রত্যাখ্যান করে অর্থাৎ বুদ্ধি ও যুক্তিকেই রসূল প্রদত্ত সংবাদের মুকাবিলায় 
প্রাধান্য দেয়, আবার রসূল (সা)-এর প্রতি ঈমান পোষণের দাবীও করে 
তাহলে সেটা হবে চরম স্ববিরোধিতা, বুদ্ধিত্রষ্টতা ও ধর্মহীনতা । তদ্ধপ যে 
ব্যক্তি বুদ্ধি ও যুক্তির মাধ্যমে আশ্বস্ত না হয়ে রসূল (সা)-এর কথা বিশ্বাস 
করবে না বলে তার কুফরীতে কোন দ্যর্থতা নেই । 
বুদ্ধি ও যুক্তির তাসের ঘর 
মুক্তবুদ্ধির প্রবক্তাদের দাবী এই যে, “যুক্তি ও (শরীয়তের) উক্তির মাঝে 
প্রায়শ বিরোধ ও বৈপরীত্য দেখা যায়। যে বিষয়গুলোকে 'আকীদা ও চিরন্তন 
সত্যরূপে নবী-রাসূলগণ পেশ করেছেন তার কোন কোনটি বুদ্ধি ও যুক্তি 
বিরোধী । এমনকি হাজার বছরের চিন্তা-গবেষণার মাধ্যমে লব্ধ এবং দর্শনের 
ভিত্তিরূপে স্বীকৃত “সত্য'সমূহের সাথেও সেগুলোর বিরোধ বাধে । কিন্তু ইমাম 
ইবনে তায়মিয়া (র) দ্ধর্থহীনভাবে প্রমাণ করে দেখিযেছেন যে, বুদ্ধিজাত যে 
সকল সিদ্ধান্তকে রাসূল প্রদত্ত সংবাদ তথা কুরআন-সুন্নাহর সাথে বিরোধপূর্ণ বলা 
হচ্ছে তলিয়ে দেখলে সেগুলোকে কল্পনার বিলাসীদের তৈরি বুদ্ধি তাসের ঘর 
ছাড়া আর কিছুই মনে হবে না। বুদ্ধিবৃত্তিক বিশ্রেষণ ও তদন্তের মাধ্যমে খুব 
নিকট থেকে দেখা হলে পরিষ্কার বোঝা যাবে যে, সেগুলো নিছক বাক্য বিস্তার 
মাত্র যার কোন বুদ্ধিবৃত্তিক বুনিয়াদ আদৌ নেই ৷ ইমাম সাহেব লিখেছেন ? 


১. এ খ. ১. পূ. ১০১ 
সাধক (২য়)-২১ 


www.almodina.com 


৩২২ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 
পরীক্ষা-নিরীক্ষা, যাচাই-বাছাই ও তদন্তের পর সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে, 
যে সকল বুদ্ধিজাত সিদ্ধান্তকে যুক্তিবাদীরা বড়াই করে কুরআন-সুন্নাহ্‌র 
বিরোধী বলেন সেগুলোর পিছনে কোন সত্য নেই। এটা আসলে অবোধ 
শিশুকে কল্পিত দৈত্য-দানবের ভয় দেখানোর মতই হাস্যকর । বুদ্ধিজাত 
বিষয়গুলোর প্রতি গভীর ও পূর্ণ দৃষ্টিপাত করলে দেখা যায় যে, সেগুলো বরং 
রাসূল প্রদত্ত সংবাদের সত্যতার দলীল-প্রমাণরূপে কাজ করছে এবং ঘোষণা 
করছে যে, রাসূল প্রদত্ত সংবাদের নির্গলিতার্থ সর্বাংশে সত্য । হাকীকত 
সম্পর্কে অজ্ঞতা কিংবা দর্শনের সর্বাত্মক প্রভাবের কারণেই শুধু কেউ কেউ এ 
সত্য অস্বীকার করে থাকে । যেমন উপাস্য দেবতারা কেউ ক্ষতি করতে 
পারে! এই ভয়ে কেউ কেউ প্রকম্পিত হয় কিংবা নিজের ঈমানী দুর্বলতার 
কারণে ইসলামের শক্রদের হামলার ভয়ে সন্ত্রস্ত হয়ে থাকে ।১ 

অন্যত্র লিখেছেন 8 
নিছক অজ্ঞতার কারণে দর্শনের জীকজমকপূর্ণ অথচ অন্তঃসারশূন্য পরিভাষা 
ও শব্দমালায় যারা প্রভাবিত হয়ে পড়ে তারা সেই দুর্বলচিত্ত যোদ্ধার মত যে 
কাপুরুষ শত্রুর জাকালো “ইউনিফরম' দেখেই ভড়কে যায় এবং আসল 
অবস্থা তলিয়ে দেখার কথা ভুলে বসে। কিন্তু সাহসে বুক বেঁধে একটু ভেবে 
দেখলেই সে বুঝতে পারবে যে, শক্রই বরং তার ভয়ে কাপছে। আল্লাহ্‌ পাক 
ইরশাদ করেন ৪ 

1৮০ 471621১51৮০ ৮১০১) 13০৯5 ৮৪৯) ১515 ৪ ৮৮৪১ 

» ৮১৮৮৮৮০০১০১ 
অতিশীঘ্ব কাফিরদের অন্তরে আমরা ভীতি সঞ্চার করে দেব। কেননা এমন 
বস্তুকে তারা আল্লাহ্র শরীক ঠাওরিয়েছে যে সম্পর্কে আল্লাহ্‌ কোন ছাড়পত্র 
নাযিল করেন নি।২ [আল-“ইমরান, ১৫১] 

বুদ্ধিমানদের বোকামি 
আল্লাহ্‌-তত্ত সংক্রান্ত জটিল ও সূক্ষ্ম আলোচনাগুলো নিয়ে দার্শনিকদের বড় 
গর্ব । অথচ চিন্তা করলে দেখা যাবে যে, পাগলের প্রলাপের সাথে সেগুলোর 


বিশেষ কোন তফাত নেই। সেগুলোকেই তাদের ভক্তরা রাসূলদের বাণী ও 
বক্তব্যের মুকাবিলায় গর্বের সাথে পেশ করে থাকে । ইমাম সাহেব লিখেছেন $ 


প্রজ্ঞাবান মাত্রই দার্শনিকদের কথা চিন্তা করলে বুঝতে পারবেন অনুসন্ধিৎসা 
ও প্রত্যুৎপন্নমতিত্ের দাবীদার এবং বুদ্ধির ও যুক্তির দোহাই পেড়ে রসূলদের 


১, এ, খ. ৪. প. ১৫৩। ১. এ, খ. ৪. পৃ. ১৫৪ । 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস | ৩২৩ 


বাণী ও বক্তব্য প্রত্যাখ্যানকারী এই সব লোকেরা দর্শনের পর্বত চূড়া এবং 
বুদ্ধি ও প্রজ্ঞার শীর্ষ সোপান থেকে এমন সব কথা বলে যা পাগলের 
প্রলাপের মতই শোনায়। যে সত্য স্বতঃক্ষুর্তভাবে প্রমাণিত তাও তারা 
অস্বীকার করে এবং ভিত্তিহীন ও সুপ্রকাশিত ভ্রান্ত বিষয়কেও নিজেদের 
ছলনাপূর্ণ কথার মোড়কে গ্রহণযোগ্যরূপে পেশ করে থাকে । 


সুস্থ বুদ্ধি ও এশী বাণীর মাঝে কোন বিরোধ নেই 
‘আকল ও বুদ্ধিকে কাজে লাগিয়ে যথাযথ উপকার গ্রহণের প্রতি 
আল-কুরআন মানুষকে বরাবর উদ্বুদ্ধ করেছে। তাই মানুষের 'আকল ও বুদ্ধির 
প্রতি ইবনে তায়মিয়ারও পূর্ণ শ্রদ্ধা রয়েছে। তার মতে, বিশুদ্ধ যুক্তি ও বিশুদ্ধ 
উক্তির মাঝে বিরোধ হতে পারে না। তিনি বলেন ঃ সুদীর্ঘ অধ্যয়ন ও গবেষণার 
জীবনে 'যুক্তি' ও ‘উক্তির’ মাঝে আমি কখনো বিরোধ ও বিপরীত কিছু দেখিনি । 
তবে শর্ত এই যে, যুক্তিটি হবে সুস্থ ও ব্যাধিমুক্ত এবং উক্তিটি হবে সুসংরক্ষিত ও 
সুপ্রমাণিত। এ প্রসঙ্গে Js ৮2৯৮০] ৪11 ০১১০ 551০ 002 
নামে বিরাট কলেবরের আলাদা একটি বইও তিন লিখেছেন এবং বিস্তারিত ও 
অকাট্য যুক্তি-প্রমাণের আলোকে দেখিয়েছেন যে, যুক্তি ও (শরীয়তের) উক্তির 
মাঝে পূর্ণ সংগতি বিদ্যমান । কুরআন-সুন্নাহ দ্বারা প্রমাণিত সত্যকে সুস্থ বুদ্ধি 
অবশ্যই স্বীকার করে নেয়। শরীয়তের যাবতীয় উক্তিকে ‘আকল সর্বদা অকুণ্ঠ 
স্বীকৃতি ও সমর্থনই দিয়ে এসেছে। প্রজ্ঞা ও সূক্ষ্ম দৃষ্টির সাথে পর্যালোচনা করলে 
‘আকল ও বুদ্ধির এই ইতিবাচক ভূমিকাই আমাদের চোখে পড়বে ইমাম 
সাহেব লিখেছেন ঃ 
বিশুদ্ধ, সুস্পষ্ট ও সুপ্রমাণিত বুদ্ধিজাত প্রমাণসমূহ এবং যাবতীয় স্বভাবজাত 
জ্ঞান রাসূল প্রদত্ত সংবাদের অনুকূল, প্রতিকূল নয়। বিশুদ্ধ বুদ্ধিজাত 
প্রমাণসমূহ সবই (শরীয়তের) যুক্তি ও বর্ণনার অনুরূপ, বিন্দুমাত্র প্রতিরূপ 
নয়। আল্লাহ্র ফযলে বিভিন্ন ফেরকার মতবাদ ও চিন্তাধারা গভীর 
মনোযোগসহ আমি অধ্যয়ন করেছি এবং এ ধারণার সত্যতাই উপলব্ধি 
করেছি।৯ 
অন্যত্র তিনি লিখেছেন £ 
স্পষ্ট যুক্তি কখনও শরঈ বিশুদ্ধ উক্তির বিরোধী হতে পারে না। বিরোধপূর্ণ 
বিষয়গুলোর ক্ষেত্রেও উপরিউক্ত সত্যতা আমি যাচাই করে দেখেছি । আমি 
নিশ্চিত যে, শরীয়তের বিশুদ্ধ ও সুস্পষ্ট উক্তির বিপক্ষে যা কিছু বলা হয় তা 
ভ্রান্ত ধারণার সমাহার ছাড়া কিছুই নয়। 'আকল ও বুদ্ধিই এগুলোর ভ্রান্তি 
১. এ, প্রথম খণ্ড পূ. ৮৪। 


www.almodina.com 


৩২৪ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 
প্রমাণ করে; বরং বুদ্ধি ও যুক্তির সুষ্ঠু প্রয়োগ উপরিউক্ত ধারণাসমষ্টির 
বিপরীত এবং শরীয়তের সম্পূর্ণ অনুকূল বিষয়ই সুপ্রমাণ করে । আমি 
তাওহীদ ও সিফাত এবং তকদীর ও নবুওয়তসহ শরীয়তের বড় বড় মৌল 
বিশ্বাসকে আলোচ্য দৃষ্টিকোণ থেকে যাচাই করে স্থির সিদ্ধান্তে উপনীত 
হয়েছি যে, যুক্তির আলোকে যা প্রমাণিত সত্য শরীয়তের কোন উক্তি বর্ণনাই 
তার বিরোধী হতে পারে না। তবে গভীর অনুসন্ধানের পর দেখা গেছে যে, 
সুস্পষ্ট যুক্তির পরিপন্থীরূপে চিহ্নিত উক্তি ও বর্ণনাগুলো হয় জাল হাদীস 
কিংবা দুর্বলসূত্রে বর্নিত ‘যঈফ হাদীস ৷’ সুতরাং প্রমাণরূপে সেগুলো 
গ্রহণযোগ্য নয় । আমরা নিশ্চিত জানি যে, ‘আকল ও যুক্তির বিচারে 'অসম্ভব' 
কোন বিষয়ের সংবাদ রাসূল দিতে পারেন না। তবে এমন বিষয়ের সংবাদ 
দিতে পারেন যে সম্পর্কে দিশেহারা ‘আকল কোন সিদ্ধান্ত গ্রহণে অক্ষম ৷ 
মোটকথা, রসূল এমন কোন সংবাদ দেন না যা ‘আকল অস্বীকার করে, তবে 
এমন সংবাদ প্রদান করেন যার হাকীকত অনুধাবন করতে 'আকল সক্ষম 
নয়।১ 
ইমাম ইবনে তায়মিয়া (র) পূর্ণ আত্মবিশ্বাসের সাথে দাবী করেছেন এবং 
তার দাবী যথেষ্ট গুরুত্ব লাভের যোগ্য যে, কোন হাদীস ও শরঈ উক্তিই 
“'আকল-বুদ্ধির বিরোধী হতে পারে না। এমন কিছু চোখে পড়লে দেখা যাবে 
শান্ত্রকারগণ আগে থেকেই সেটাকে জাল কিংবা দুর্বলরূপে চিহ্নিত করে 
রেখেছেন। 


সর্বোত্তম বুদ্ধিজাত প্রমাণ আল-কুরআন 
কালামবিদ ও দার্শনিকদের এ দাবী ইমাম ইবনে তায়মিয়া (র) মানতে 
রাজী নন যে, নিছক বর্ণনা ও বিবরণই হলো আসমানী কিতাব আল-কুরআনের 
বুনিয়াদ । বিভিন্ন প্রসঙ্গে তিনি প্রমাণ করেছেন যে, কুরআনুল করীমে সর্বোত্তম 
বুদ্ধিবৃত্তিক যুক্তি ও প্রমাণ পেশ করা হয়েছে। সে সব এমনই অকাট্য ও সুস্পষ্ট 
যে, দর্শন ও কালামবিদদের “মাকড়সার জাল"তুল্য যুক্তি-প্রমাণ তার ধারে কাছেও 
ঘেষতে পারে না। তিনি লিখেছেন ৪ 
কুরআনুল করীমে আল্লাহ পাক এমন অনুপম বুদ্ধিবৃত্তিক প্রমাণ পেশ 
করেছেন যার গভীরে প্রবেশ করা দর্শন ও কালামবিদদের কর্ম নয়। এরা 
সেসব দলীল ও সিদ্ধান্ত নিয়ে নাড়া-চাড়া করে আল-কুরআন সর্বোত্তম পন্থায় 
যেগুলোর সার -নির্ধাস পেশ করে দিয়েছে।২ 
অন্যত্র তিনি লিখেছেন ঃ 


১, ও, প্রথম খণ্ড, পৃ. ৮৩1 ২. 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ৩২৫ 


ষ্টার প্রমাণ এবং তার গুণ ও কর্মের পরিচয় প্রসঙ্গে রসূলুল্লাহ সাল্লাল্লাহু 
“আলায়হি ওয়া সাল্লাম পৃথিবীর মানুষের কাছে যা কিছু পেশ করেছেন তা 
স্পষ্ট ও যুক্তিসম্মত ৷ বুদ্ধিজীবিদের 'আকল-বুদ্ধির এবং চিন্তা-কল্পনার সর্বোচ্চ 
সীমারও বহু উর্ধ্বে তার অবস্থান। যে সকল যুক্তি-প্রমাণ নিয়ে পূর্বাপর 
দার্শনিক ও কালামবিদগণ গর্ব করে থাকেন আল-কুরআনের বিভিন্ন স্থানে 
প্রাসঙ্গিকভাবে সেগুলো এসে গেছে। কিন্তু দর্শনসেবিগণ সত্য-মিথ্যার মিশ্রণ 
ঘটাতে অভ্যস্ত বিধায় সোজা ভাষায় সেগুলো পরিবেশন করেন না। 
রসূল (সা)-এর শিক্ষায় কোন গৌজামিল নেই 
দর্শন ও কালামপন্থীদের অনেকের মতে রাসূল সাল্লাল্লাহু “আলায়হি ওয়া 
সাল্লাম যাত ও সিফাতের ক্ষেত্রে বিস্তারিত ব্যাখ্যা পরিহার করে সংক্ষিপ্ত ও অস্পষ্ট 
বর্ণনার আশ্রয় নিয়েছেন। তাই আল-কুরআনের বিরাট অংশই ব্যাখ্যা-সাপেক্ষ। 
আল্লাহ্‌র বিশেষ তাওফীকে পরবর্তী যুগের মুতাকাল্লিমগণ “আকীদা ও মৌল 
বিশ্বাসগুলোকে বিস্তারিত, প্রামাণ্য ও পূর্ণাঙ্গরূপে উম্মাহর সামনে তুলে ধরেছেন। 
এ ধৃষ্টতাপূর্ণ উক্তির জওয়াবে ইমাম ইবনে তায়মিয়া (র) বলেন ঃ রসূলুল্লাহ 
সাল্লাল্লাহু ‘আলায়হি ওয়া সাল্লামের প্রতি নির্দেশ ছিল সুস্পষ্টরূপে (শরীয়ত) 
পৌছে দেওয়ার । সে অনুসারে শরীয়তের প্রতিটি ব্যাখ্যাসাপেক্ষ বিষয়েরই তিনি 
বিস্তারিত ও পূর্ণাঙ্গ ব্যাখ্যা প্রদান করেছেন । ‘আকাইদ ও মৌল বিশ্বাস এবং যাত 
ও সিফাত হলো দীনের বুনিয়াদ । এগুলো ছাড়া মানুষের পক্ষে আল্লাহ্র মা'রিফত 
এবং পরকালীন সৌভাগ্য ও মুক্তিলাভ সম্ভব নয়। সুতরাং রাসূলের পক্ষে এ 
উপলব্ধির সাথে যে কিতাবের পঠন-পাঠনের আহ্বান এসেছে বারবার তাতে এ 
ধরনের সংক্ষিপ্ততা ও দুর্বোধ্যতার অবকাশই বা কোথায়? 
ইমাম সাহেব লিখেছেন ঃ 
দা'ওয়াত ও তাবলীগের দায়িত্ব আঞ্জাম দিতে গিয়ে আল্লাহ্‌র রাসূল সুস্পষ্ট ও 
পূর্ণাঙ্গরূপেই আল্লাহ্র কালাম পৌছিয়েছেন এবং তার ভাব ও উদ্দেশ্য 
আল্লাহ্র রসূল অন্য শব্দ দ্বারা অবশ্যই নির্ণয় করে দিয়েছেন । এটা অসম্ভব 
যে, বাহ্য অর্থ গ্রহণযোগ্য নয় এমন শব্দ প্রয়োগ করা সত্তেও আল্লাহ্‌র রসূল 
(সা) সে শব্দের উদ্দিষ্ট অর্থ বয়ান করে দেন নি। এ ধারণাও কোনক্রমেই 
যুক্তিগ্রাহ্য নয় যে, ব্যাখ্যা ও দিক-নির্দেশনা পেশ না করেই মানুষকে তিনি 
কালামের ভাব ও উদ্দেশ্য বোঝার নির্দেশ দেবেন শুধু এই যুক্তিতে যে, মানুষ 
নিজের বুদ্ধিতেই তা বুঝে নেবে। বস্তুত রসূল (সা)-এর বিরুদ্ধে এ এক 
গুরুতর অপবাদ যিনি আল্লাহ্‌র কালাম মানুষের কাছে হুবহু পৌছে দিতে 
সক্ষম হয়েছেন।১ 
১. এ. খ. ৩. পৃ. ১০। 


www.almodina.com 


৩২৬ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 
অন্যত্র তিনি লিখেছেন ঃ 


আল্লাহ্‌ তার রসূলকে সুস্পষ্ট তাবলীগের নির্দেশ দিয়েছেন। আর এটা 
সুনিশ্চিত যে, আল্লাহ্‌র সে নির্দেশ তিনি হুবহু পালন করেছেন । কেননা রসূল 
(সা)-এর চেয়ে আল্লাহ্‌র অধিক অনুগত আর কে হতে পারে? সুতরাং রসূল 
(স)-র প্রতি এই সুস্পষ্ট তাবলীগের পর তার বাণী ও শিক্ষায় অস্পষ্টতা ও 
গৌজামিল থাকার কোন অবকাশ নেই । তবে আয়াতগুলোকে আল-কুরআন 
৪১০০ (রহস্যপূর্ণ) আখ্যা দিয়ে ঘোষণা দিয়েছে যে, এগুলোর 1১92 
আল্লাহ্‌ ছাড়া কেউ জানে না সেখানে তা"বীলের অর্থ তাফসীর বা ব্যাখ্যা 
নয়; বরং সেগুলোর হাকীকত, বাস্তব রূপ ও পরিণাম ।১ 


ইবনে তায়মিয়ার দাওয়াত ও তার কৃতিত্বপূর্ণ অবদান 


মোটকথা, ইমাম ইবনে তায়মিয়া (র)-র আপোষহীন নির্ধিধ ঘোষণা এই 
যে, ওহী ও নবৃওয়ত তথা কুরআন ও সুন্নাহকেই 'আকাইদ ও মৌল বিশ্বাসের 
উৎসরূপে গ্রহণ করতে হবে এবং এ ক্ষেত্রে কুরআন-সুন্নাহই হবে একমাত্র 
মাপকাঠি । গোটা জীবনে মানুষকে তিনি এ দা'ওয়াতই দিয়েছেন। এ সম্পর্কিত 
আলোচনা ও যুক্তি-প্রমাণ ছড়িয়ে আছে তার সমগ্র রচনাবলীতে । এভাবেই 
ইসলামী চিন্তাধারার মাঝে তিনি নতুন গতি সঞ্চার করেছেন, প্রাণ ও সজীবতা 
এনেছেন যা গ্রীক দর্শন, কালামশান্ত্র এবং অনারবীয় ভাবধারার মন্দ প্রভাবে প্রায় 
নিজীব হয়ে পড়েছিল। 


১. এ, খ. ১, পৃ. ১৬৭। ইমাম ইবনে তায়মিয়া (র) তার বিভিন্ন রচনায় প্রমাণ করেছেন যে, 
তিনটি অর্থে এ, 55 শব্দ ব্যবহৃত হয়েছে, কুরআনের পরিভাষায় এর অর্থ হলো হাকীকত ও 
পরিণাম । পূর্বসূরীদের পরিভাষায় এর অর্থ হলো তাফসীর । পক্ষান্তরে উত্তরসূরী কালামবিদদের 
পরিভাশায় তা'বীল মানে কোন কারণে কোন শব্দের সেই অর্থ গ্রহণ করা যা বাহ্যত সম্ভব নয়। 


www.almodina.com 


একাদশ অধ্যায় 
তাকলীদ-পূর্ব যুগে কুরআন, সুন্নাহ্‌ ও ফিক্হ্শানত 


ইতিহাস থেকে জানা যায় যে, হিজরী চতুর্থ শতকের পূর্বে এক ইমাম কিংবা 
এক মাযহাবের তাকলীদের প্রচলন ছিলনা । নির্দিষ্ট আলিম ও বিশেষ মাযহাবের 
তাকলীদ ছাড়াই মানুষ আমল করত এবং এটাকেই তারা শরীয়তের ওপর আমল 
এবং রসূল (স)-এর প্রত্যক্ষ অনুসরণ মনে করত । প্রয়োজনের মুহূর্তে অবশ্য যে 
কোন আলিম থেকে "মাসআলা" জিজ্ঞাসা করে নিত। চতুর্থ শতকেও 
মাযহাবভিত্তিক তাকলীদ এবং মাযহাব ভিত্তিক ফিকহ চর্চা ও ফতওয়া প্রদানের 
সাধারণ রেওয়াজ ছিল না। শায়খুল ইসলাম হযরত শাহ ওয়ালীউল্লাহ দেহলবী 
(র) লিখেছেন £ 
চতুর্থ শতকেও উম্মাহর দুটি শ্রেণীর কর্মধারা ভিন্ন ছিল। মুসলমান এবং 
মুজতাহিদের মাঝে বিরোধ নেই! এমন সর্বসম্মত মাসআলাগুলোর ক্ষেত্রে 
সাধারণ শ্রেণীর মানুষ “শরীয়ত প্রবর্তক" রাসূল সাল্লাল্লাহু ‘আলায়হি ওয়া 
সাল্লামেরই তাকলীদ করত । ওযু, গোসল, সালাত, যাকাত ইত্যাদি তারা 
পিতামাতা কিংবা শহরের শিক্ষক মুরুববীদের নিকট থেকে জেনে নিয়ে সে 
মুতাবিক কাজ করে যেত। কখনো কোন অস্বাভাবিক অবস্থা সৃষ্টি হলে 
নিকটস্থ মুফতীকেই সে সম্পর্কে ফতওয়া জিজ্ঞাসা করে নিত। এক্ষেত্রে 
মাযহাবের কোন বন্ধন ছিল না। বিশিষ্টদের মধ্যে যারা হাদীস চর্চা করতেন 
তাদের জন্য তো বিশুদ্ধ হাদীস ও সাহাবায়ে কিরামের বাণী বিদ্যমান থাকা 
অবস্থায় অন্য কিছুর প্রয়োজনই ছিল না। যে মশহুর ও বিশুদ্ধ হাদীস যার 
ওপর কোন ফকীহ আমল করেছেন কিংবা আমল না করার যুক্তিসংগত 
কোন কারণ নেই অথবা সাহাবা ও তাবিঈদের বাণী ও বক্তব্য যা পরস্পরের 
জন্য সম্পূরক হত তাদের জন্য যথেষ্ট ছিল। তবে রিওয়ায়েতসমূহের বাহ্য 


www.almodina.com 


৩২৮ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 

বৈপরীত্য কিংবা অগ্রাধিকার নির্ধারণের অক্ষমতা কিংবা অন্য কোন কারণে 
বিশেষ কোন মাসআলায় মন আশ্বস্ত না হলে তারা পূর্ববর্তী ফকীহদের 
সিদ্ধান্ত খুজে দেখতেন । সে বিষয়ে একাধিক মত থাকলে নির্ভরযোগ্যতম 
মতই গ্রহণ করতেন তা সেটি আহলে মদীনা বা আহলে কুফা যে কোন 
একটিই হোক । বিশিষ্টদের মধ্যে যাদের তাখরীজ তথা বিশ্লেষণ ও আহরণ 
যোগ্যতা ছিল তারা কোন মাসআলায় পূর্ববর্তী মুজতাহিদের সুস্পষ্ট সিদ্ধান্ত 
না পেলে তাখরীজ ও ইজতিহাদ ফি'ল-মাযহাবের মাযহাব স্বীকৃত মূলনীতির 
অনুগত থেকে ইজতিহাদ প্রয়োগের পন্থা গ্রহণ করতেন। এর ওপর ভিত্তি 
করে তাকে উক্ত মাযহ্যুবের অনুসারী ধরে হানাফী বা শাফি'ঈ বলা হতো। 
এমন কি হাদীস সেবীদের মধ্যে যার যে মাযহাবের প্রতি ঝোক ছিল এবং 
অধিকাংশ মাসআলায় যিনি যে মাযহাবের সাথে একমত্য পোষণ করতেন 
তার পরিচয় সে মাযহাবের সাথেই সম্পৃক্ত হতো। নাসাঈ ও বায়হাকীকে 
শাফি'ঈ বলা হয় এ কারণেই । তখন ফতওয়া ও বিচার বিভাগীয় পদে 
ইজতিহাদী যোগ্যতার অধিকারী ফকীহদেরই নিয়োগ করা হত ।১ 


তাকলীদের সূচনা ও কার্যকারণ 

চতুর্থ শতকের আলিমদের ক্রমবর্ধমান মতানৈক্য, বিতর্কপ্রিয়তা, ধর্মীয় ও 
নৈতিক অবক্ষয়, ‘ইলম চর্চায় ভাটা এবং মনোবল ও অধ্যবসায়ের ঘাটতি ইত্যাদি 
বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হলো যে, দীন ও ঈমানের হিফাজতের জন্য 
পূর্ববর্তী ইমাম ও মুজতাহিদের বিন্যস্ত ও গ্রন্থবদ্ধ মাযহাবগুলোরই তাকলীদ করা 
উচিত এবং সমসাময়িক আলিমদের পরিবর্তে পূর্ববর্তী ইমামদের ফতওয়া 
অনুসরণ করা বাঞ্চনীয় । তবে তখনো পরবর্তীকালের মতো একক তাকলীদের 
বাধ্যবাধকতা আরোপিত হয়নি, প্রয়োজনের তাকীদে পরবর্তীতে তা আরোপিত 
হয়েছিল। অবশ্য এ বাধ্যবাধকতাও ছিলো প্রশাসনিক, সাংবিধানিক নয়। 
অরাজকতা, স্বেচ্ছাচারিতা ও প্রবৃত্তির দাসত্ব থেকে উম্মাহকে বাচানোর জন্য 
মাযহাবের একক তাকলীদ প্রবর্তন করা ছাড়া কোন উপায় ছিল না তখন। বস্তুত 
এটা ছিল ঘটনাপ্রবাহের স্বাভাবিক ও অনিবার্য পরিণতি । বিশেষত তাতারী 
হামলার পর গোটা ইসলামী জাহানে জ্ঞান ও চিন্তার দৈন্য ও অবক্ষয়, মুজতাহিদ 
ব্যক্তিত্বের অভাব এবং বিভিন্ন ফিরকা ও ফেতনার অপতৎপরতা এমন প্রচণ্ড রূপ 
ধারণ করেছিল যে, কুরআন ও সুন্নাহ্‌ ভিত্তিক যে মাযহাবগুলো গবেষণা ও 
পর্যালোচনার সকল ধাপ এবং বিন্যাস ও গ্রন্থনার সকল পর্যায় অতিক্রম করে 
এসেছে সেগুলোর ওপর আমল করাই ইসলামী উম্মাহর বরেণ্য ও নেতৃস্থানীয় 


১. হজ্জাতুল্লাহি'ল বালিগা ১ম খণ্ড, পৃ. ১২২। 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ৩২৯ 


আলিমগণ নিরাপদ মনে করলেন । আর এ শর্ত ও বৈশিষ্ট্য চারটি মাযহাবেই 
শুধু পূর্ণ মাত্রায় বিদ্যমান ছিল । তাই স্বাভাবিক কারণেই চার মাযহাবের গণ্তিতে 
তাকলীদ সীমাবদ্ধ হয়ে পড়ে । 
তাকলীদের প্রকৃতি 

তবে আলোচ্য তাকলীদের প্রকৃতি ছিল এই যে, কুরআন ও সুন্নাহর যথার্থ 
আমল এবং শরীয়ত প্রবর্তক রসূল সাল্লাল্লাহু ‘আলায়হি ওয়া সাল্লামের একক 
আনুগত্যই হতো মুকাল্লিদের লক্ষ্য ও উদ্দেশ্য । তার ও রাসূলের মাঝে ইমাম 
(মুজতাহিদ) শিক্ষক ও উস্তাদের ন্যায় একটা প্রয়োজনীয় মাধ্যম মাত্র । মোট কথা, 
ইমাম ও মুজতাহিদের ভূমিকা শরীয়তের ব্যাখ্যাদানকারী মুখপাত্রের, আনুগত্যের 
অধিকারী বা আইন প্রবর্তকের নয় । শাহ ওয়ালীউল্লাহ মুহাদ্দিছ দেহলবী (র)-র 
ভাষায় ৪ 


১৪৯০১ ১+/৮৪৬ 5৮০ 4111 ৬৮০ JY ১2৪৪ 

৩১৫] 41৮০) 41411 4০ ১৯৮০ ৮5। ১৯৯২ ৩ 41533 4111 41810531895 

৮১ 1১৯১৮ ৬০৯০ ৩৬৬০ ৮১৪ ভীত 490 15113 UL sl 

৩ 8151 ১4১5৮ 48105 ১৮713 425 41411০০4111 ৩৬৭১ ২১১৪ 

-১1১০২ ss Jl ৮২ 4০৮ 

মুকাল্লিদ শুধু সুন্নতে রাসূলেরই অনুসারী | আল্লাহ ও তার রসূল (সা) যা 
হালাল করেছেন তাকেই সে হালাল মনে করে এবং আল্লাহ ও তার রসূল 
(সা) যা হারাম করেছেন তাকেই সে হারাম মনে করে । তবে যেহেতু রসূল 
(সা)-এর বাণী ও বক্তব্যের প্রত্যক্ষ জ্ঞান এবং ‘বাহ্য বিরোধপৃণ' । 
হাদীসগুলোর মাঝে সমন্বয় সাধন ও সিদ্ধান্ত গ্রহণের যোগ্যতা তার নেই, 
তাই একজন প্রজ্ঞাবান আলিমের তাকলীদ সে গ্রহণ করে এই ভিত্তিতে যে 
দৃশ্যত সুন্নতে রসূলের ভিত্তিকে সঠিক রেখেই তিনি ফতওয়া দিচ্ছেন। 
সুতরাং কখনো এ ধারণা ভুল প্রমাণিত হওয়া মাত্র বিনাবাক্যে সে তার 
মাযহাব বর্জন করে হাদীস অনুযায়ী আমল শুরু করবে ।৯ 


১. হুজ্জাতুল্লাহি'ল-বালিগাহ, খ. ১, পূ. ১২৪। 


www.almodina.com 


৩৩০ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 
বলা বাহুল্য যে, এ ধরনের তাকলীদ (যা কুরআন-সুন্নাহর নির্ভুল 
আনুগত্যেরই বাস্তবরূপ) সম্পর্কে কারো কোন আপত্তি থাকতে পারে না। কেননা 
সাধারণ উন্মী শ্রেণীকে ইজতিহাদের মাধ্যমে স্ব-উদ্যোগে কুরআন-সুন্নাহ মুতাবিক 
আমল করতে বলার অর্থ অসাধ্য সাধনে তাকে বাধ্য করা এবং গায়ের জোরে 
সহজ সত্যকে অস্বীকার করা। এ ধরনের তাকলীদের (এক বা একাধিক 
ফকীহ-মুজতাহিদের শরণাপন্ন হওয়ার) রেওয়াজ মুসলিম জাহানে সব যুগেই 
বিদ্যমান ছিল এবং এটা খণ্ডিত আকারে হোক কিংবা সার্বক্ষণিক ভিত্তিতে 
কোনক্রমেই আপত্তিকর হতে পারে না। হযরত শাহ ওয়ালীউল্লাহ মুহাদ্দিছ 
দেহলবী (র) বলেন £ 
ফতওয়া প্রদান ও গ্রহণের এ প্রক্রিয়া রিসালতের পুণ্য যুগ থেকেই চলে 
আসছে। সুতরাং সর্বক্ষণ একই ব্যক্তির ফতওয়া গ্রহণ কিংবা বিভিন্ন সময়ে 
বিভিন্ন জন থেকে গ্রহণ করায় কিছুই যায় আসে না। তবে শর্ত এই যে, 
অন্তরে উপরিউক্ত বিশ্বাস দৃঢ়মূল থাকতে হবে (অর্থাৎ রসূলের আনুগত্যই 
হবে মুখ্য উদ্দেশ্য)। এতে আপত্তির কি আছে? ফকীহ ও মুজতাহিদ সম্পর্কে 
আমাদের ঈমান তো এ নয় যে, ইলম ও ফিক্হ-এর ওহী আল্লাহ্‌ তাকে 
দান করেছেন এবং তার কোন ভুল হতে পারে না। সুতরাং (রাসূলের মতই) 
তার আনুগত্য আমাদের ওপর ফরয । কোন মুজতাহিদের তাকলীদ আমরা 
এ দৃষ্টিকোণ থেকেই করে থাকি যে, কুরআন-সুন্নাহর তিনি বিশেষজ্ঞ। তার 
সিদ্ধান্ত হয় কুরআন-সুন্নাহর কোন প্রত্যক্ষ নির্দেশ থেকে গৃহীত কিংবা 
কুরআন-সুন্নাহ থেকে আহরিত কিংবা বিভিন্ন সূত্রে এ সিদ্ধান্তে উপনীত 
হয়েছেন যে, অমুক অবস্থায় অমুক হুকুম অমুক ০০ (শরীয়ত স্বীকৃত 
কারণ)-এর সাথে সম্পৃক্ত। অতঃপর পূর্ণ আত্মপ্রত্যয়ের সাথে ১৬ 
৮৯৯০১ (প্রত্যক্ষ নির্দেশবিহীন) বিষয়কে তিনি ১৯৬ ০০ (প্রত্যক্ষ 
নির্দেশযুক্ত বিষয়)-এর উপর কিয়াস ও অনুমান করেছেন । অর্থাৎ মুজতাহিদ 
যেন বলছেন যে, আমার মনে হয় আল্লাহ্র রসূল (সা) প্রকারান্তরে বলেছেন, 
এই 'ইল্লুত ও কারণ যে সকল ক্ষেত্রে পাওয়া যাবে সেই সকল ক্ষেত্রে এই 
হুকুম প্রযোজ্য হবে । সুতরাং আলোচ্যমালায় মুজতাহিদের কিয়াস উপরিউক্ত 
মূল ধারারই অন্তর্ভুক্ত এবং তার যাবতীয় সিদ্ধান্ত মূলত সুন্নতে রসূলের 
সাথেই সম্পৃক্ত । আসলে শরীয়তের কিছু আহকাম পরোক্ষ ও দ্ধযর্থবোধক 
দলীল-নির্ভর হওয়ায় তাকলীদের প্রয়োজন দেখা দিয়েছে । এমন না হয়ে 
সকল আহকাম যদি প্রত্যক্ষ দ্বার্থহীন দলীল-নির্ভর হত তাহলে কোন 
ঈমানদার কখনো কোন মুজতাহিদের তাকলীদ করত না। কেননা মা'সূম ও 
নিষ্পাপ রসূল (স)-এর আনুগত্যই শুধু আল্লাহ আমাদের ওপর 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ৩৩১ 
ফরয করেছেন। এখন যদি মুজতাহিদের মাযহাব পরিপন্থী কোন বিশুদ্ধ 
হাদীস আমাদের সামনে এসে পড়ে আর আমরা তা পাশ কেটে কিয়াসের 
অনুগমন করি তাহলে আমাদের মত জালিম আর কে হবে এবং রোজ 
কিয়ামতে আল্লাহকে আমরা কি জওয়াব দেব। 

পরবর্তী যুগের বিচ্যুতি ও সীমালংঘন 
কিন্তু মুসলিম উম্মাহর সাধারণ স্তরে মূর্খতা ও অজ্ঞতা ধীরে ধীরে এমন 
শিকড় গেড়ে বসল যে, কোন কোন স্থানে ইমাম ও মুজতাহিদকে মাধ্যম ও 
যোগসৃত্রের পরিবর্তে আইন প্রণেতা ও আনুগত্যের হকদার মনে করা হতে 
লাগল । মাযহাবী গোড়ামী এমন চরমে গেল যে, কোন কারণেই মাযহাবী 
সিদ্ধান্তে কমা, সেমিকোলন পর্যন্ত কেউ বাদ দিতে রাযী হলো না। সাধারণ 
শ্রেণীকে অবশ্য এজন্য দোষ দেওয়া চলে না। কেননা কুরআন ও সুন্নাহর 
“অনুসরণ' মনে করেই তারা মাযহাব গ্রহণ করেছে । তদুপরি অগ্বাধিকারের কারণ 
নির্ণয়ের মাধ্যমে মাযহাব বর্জন কিংবা পরিবর্তন তাদের পক্ষে যেমন দুরূহ, 
তেমনি ঝুঁকিপূর্ণ । কিন্তু দুঃখের বিষয়, বহু আলিমের অবস্থাও এই ছিল যে, 
হাদীসের সাথে আপন ইমামের সিদ্ধান্তের অসঙ্গতি এবং অন্য ইমামের সিদ্ধান্তের 
সঙ্গতির কথা নিশ্চিতভাবে জানা সত্ত্বেও আপন মাযহাব নিয়েই তারা গো ধরে 
থাকতেন। এমনকি ইমামের সিদ্ধান্তের বিপক্ষে বিশুদ্ধ ও সুস্পষ্ট হাদীস পেশ 
করা হলেও হাদীসের প্রতি তাদের অন্তরে স্বতঃস্ফুর্ত সাড়া জাগত না। এ ধরনের 
অর্বাটীনদের সম্পর্কে সপ্তম শতাব্দীর সুপ্রসিদ্ধ শাফি'ঈ আলিম শায়খুল ইসলাম 
“ইযযুদ্দীন ইবন আবদুস সালাম লিখেছেন £ 
sms ৮8৬০ ০৭৪০1) lal oll ul 3 
sli ০11১ ৮০৬৯৬ ৮৮৪১০ 48৮০৪] ৬৪ 3: ৮৮৯ Ll ১১৮০ ৮৬৪০ 
alld ১0541 ১৮4 ৩০ এ ১3৪৩ বাসী 
SES! Alb ৮৪-44-১৯১৪ ৩ cll 59155 ৬৮০ 1১৬৯ ১১৯৮] 
,.. ১১৪০ ০১৮০০ LLL! 54১৯১|। 5953 UG 01955 Tall 
বিশ্ময়কর ব্যাপার এই যে, স্বীয় ইমামের দলীলগত দুর্বলতার যুক্তিসঙ্গত 
কোন কৈফিয়ত না থাকা সত্ত্বেও অনেক মুকাল্লিদ ফকীহ্‌ শুধু অন্ধ গৌড়ামী 
বশে ইমামের তাকলীদে অবিচল থাকেন এবং অন্য মুজতাহিদের 
কুরআন-সুন্নাহ ও বিশুদ্ধ কিয়াসের সমর্থনপুষ্ট সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে 
থাকেন। এমনকি ইমামের পক্ষ সমর্থনের জন্য কুরআন-সুন্নাহ্‌র স্বাভাবিক 
অর্থ এড়িয়ে উদ্ভট ব্যাখ্যার আশ্রয় নিতেও তারা কুণ্ঠা বোধ করেন না।১ 
১. হুজ্জাতুল্লাহি'ল-বালিগাহ, পৃ. ১২৪: 


www.almodina.com 


৩৩২ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 
তদ্রপ সাধারণ শ্রেণীতেও একটা দল এমন ছিল যারা স্বয়ং ইমামকে ভুলের 
উর্ধ্বে মনে করত । তাদের অন্তরের বদ্ধমূল বিশ্বাস ছিল এই যে, কোন 
অবস্থাতেই ইমামের তাকলীদ ছাড়া যাবে না। এদের সম্পর্কেই শাহ ওয়ালীউল্লাহ্‌ 
দেহলভী (র.) লিখেছেন £ 
৭১1 ১5১১ ৭১ ৭৮48811৮৮০১ 4523 08505 ০৯৯০ ৩৯০ ভঠও 
silyl 1৩৮০41৯4105 ৮5 ৩1৩ ৮১) 47৮৮ ০ ৬১০৪ 
১৪১৮০ 11১5 DS de 4241541১৫01 ১54৬০ ১০৪ ১ ৩। ৭5 
৩৬১ ৩০ 551 elim isl: sli ny alc 441 
(১১৫11511131 15304 6১41১74১১১৪ (S530 FE! JG 441 
- ১১০৯৮১৭৫215 15০৯ 1১13 ১১/৯এ। 
(তাকলীদের অবৈধতা সম্পর্কে ইবনে হাযমের ফতওয়া) সেই সাধারণ 
ব্যক্তির ব্যাপারে, যে এই বিশ্বাস নিয়ে নির্দিষ্ট কোন মুজতাহিদের তাকলীদ 
করে যে, নিঃসন্দেহে তিনি ভুলের উর্ধ্বে এবং তার মত অন্্রান্ত । সুতরাং 
দলীল-প্রমাণ তার বিপক্ষে গেলেও তাকলীদ বর্জন করা চলবে না। এ 
ধরনের তাকলীদের নিন্দাই করা হয়েছে। তিরমিযী শরীফে “আদী ইবন 
হাতিম হতে বর্ণিত ৪ তিনি বলেন ৪ রসূলুল্লাহ সাল্লাল্লাহ “আলায়হি ওয়া 
সাল্লাম এই আয়াত তিলাওয়াত করলেন ঃ 
- 44411 ০১১ ৮১ 02১1১ ০১১১১১০৯1১৯) 
নিজেদের ধর্মনেতা ও পুরোহিতদেরকে তারা (য়াহুদী-নাসারারা) আল্লাহ্‌র 
পরিবর্তে রবের মর্যাদা দিয়েছিল। 
অতঃপর তিনি ইরশাদ করলেন £ তারা তাদের পূজা করতনা, তবে 
ধর্মনেতারা যে বস্তুকে হালাল বা হারাম ঘোষণা করত সেটাকেই তারা 
হালাল বা হারাম মনে করত ।১ 


ইমাম ইবনে তায়মিয়ার দৃষ্টিতে তাকলীদ ও ইজতিহাদ 


সব যুগের প্রজ্ঞাবান ও শীর্ষস্থানীয় আলিমগণ এই ধরনের লাগামহীন 
তাকলীদের তীব্র সমালোচনা করেছেন। কেননা এটা রসূল (সা)-এর প্রাপ্য 
আনুগত্যের সমতুল্য । তাকলীদের বিরুদ্ধে ইবনে হায্ম ও অন্যান্য চরমপন্থী 
আলিমের ঢালাও ফতওয়া তীরা সমর্থন করেন না সত্য, তবে শর্তহীন তাকলীদের 


১. হুজ্জাতুল্লাহি'ল-বালিগা, পৃ. ১২৫। 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ৩৩৩ 


বৈধতাও স্বীকার করেন না যা রসূল (সা)-এর প্রাপ্য আনুগত্যের সমতুলনা 
দাবী করে। বস্তুত তাকলীদ সম্পর্কে এটাই হচ্ছে ভারসাম্যপূর্ণ ও যুক্তি-নির্ভর 
মত ৷ পূর্বসূরীদের মধ্যে শায়খুল ইসলাম শাহ ওয়ালীউল্লাহ দেহলভী (র) হলেন 
এই মতের প্রবক্তা । ইমাম ইবনে তায়মিয়া অত্যন্ত পরিষ্কার ভাষায় ঘোষণা 
করেছেন যে, সাধারণ শ্রেণী এবং অমুজতাহিদ আলিমদের জন্য মুজতাহিদের 
তাকলীদ ছাড়া কোন উপায় নেই। বস্তুত মাযহাব অনুসরণ তাদের জন্য একটি 
অনস্বীকায বাস্তব প্রয়োজন। তবে ইমাম ও মুজতাহিদের ভূমিকা হবে নিছক 
মাধ্যম ও শিক্ষকের । ইমাম সাহেব লিখেছেন £ 


হালাল হারাম ও ফরয ওয়াজিবের ক্ষেত্রে আল্লাহ্‌ ও তার রসূল (সা)-এর 
নিরংকুশ আনুগত্য জনি ও ইনসানের জন্য অপরিহার্য এবং প্রকাশ্য ও 
অপ্রকাশ্য সর্বাবস্থায় প্রত্যেকের ওপর তা ফরয। কিন্তু কিছু আহকাম এমন 
রয়েছে যা অনেকেই জানে না। সেগুলো জানার জন্য তারা বিদ্বানদের 
শরণাপন্ন হয় যারা রসূল (সা)-এর শিক্ষা এবং তার বাণী ও বক্তব্যের ভাব 
ও অন্তর্নিহিত মর্ম সম্পর্কে অধিক অবগত । সুতরাং যে সকল ইমাম ও 
মুজতাহিদের তাকলীদ করা হয় তাদের ভূমিকা নিছক মাধ্যম ও শিক্ষকের, 
পথ ও পথ-প্রদর্শকের । মানুষকে তারা রসূল (সা) পর্যন্ত পৌছে দেন এবং 
নিজেদের ইজতিহাদ ও সামর্থ্য অনুযায়ী রসূল (সা)-এর বাণী ও বক্তব্যের 
মর্ম মানুষকে বুঝিয়ে দেন। একজন আলিমকে আল্লাহ্‌ এমন 'ইলম ও প্রজ্ঞা 
দান করেন যা হয়ত অন্য আলিমকে দান করেন না। আবার শেষোক্ত 
আলিমের কাছে হয়ত কোন মাসআলা সম্পর্কে এমন ‘ইলম থাকে যা প্রথম 
জনের কাছে থাকে না। আল্লাহ্‌ পাক ইরশাদ করেছেন $ 
PAE 4৬ ৮০৬০ spl ভা ০৮১৫৯ ১। ০৯৪৪ 53153 
4০১ ৮১৯ Ln ১৩৬ ০৯০4০ ALi Li SA ও - 
(AM ৮5১। ৯১৬০), 
দাউদ ও সুলায়মানের কথা স্মরণ কর, উভয়ে লোকদের বকরীপাল কর্তৃক নষ্ট 
করা ফসল সম্পর্কে বিচার করছিলেন । তাদের বিচার-কর্ম আমি প্রত্যক্ষ 
করছিলাম; অনন্তর সুলায়মানকে আমি সঠিক ফয়সালা উত্তমরূপে বুঝিয়ে 
দিলাম । অবশ্য জ্ঞান ও বিচার-প্রজ্ঞা আমি উভয়কেই দান করেছিলাম | 
{ সুরা আম্বিয়া ৪ আয়াত-৮৯) 
দেখুন, আল্লাহ্‌র বিশিষ্ট নবী দাউদ ও সুলায়মান (আ) একটি মোকদ্দমায় 
ভিন্ন রায় দিয়েছেন। আর আল্লাহ পাক উভয়ের জ্ঞান ও বিচার-প্রজ্ঞার 
প্রশংস। করার সাথে সাথে হযরত সুলায়মানকে বিশেষ প্রজ্ঞা দান করার 


www.almodina.com 


৩৩৪ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 

কথাও উল্লেখ করেছেন । সুতরাং নবীদের ওয়ারিছ ও উত্তরাধিকারী হিসাবে 
আহকাম সংক্রান্ত ইজতিহাদের ক্ষেত্রে আলিমদের মাঝেও অনুরূপ তারতম্য 
রয়েছে। যেমন (অন্ধকার বা অপরিচিত স্থানে) চারজন লোক আলামত ও 
সূত্র ধরে কাবার দিক নির্ণয় করল এবং প্রত্যেকেই পিছনে একদল মুকতাদী 
নিয়ে চার দিকে মুখ করে নামায শুরু করল । এক্ষেত্রে চার ইমামের 
প্রত্যেকেরই এই বিশ্বাস যে, তার দিকটাই হচ্ছে সঠিক দিক। এমতাবস্থায় 
সকলের নামাযই শুদ্ধ হবে । অথচ এক ইমামই শুধু কা'বামুখী হয়ে নামায 
আদায় করছে এবং তার ইজতিহাদই ছিল সঠিক। এই মুজতাহিদ সম্পর্কেই 
দ্বিগুণ ছওয়াবের কথা হাদীসে ইরশাদ হয়েছে ঃ 


- ১৯ 41০৮০ ১4৩৯ 13 ০1১৯। 415 ২৮০০৪ Sl ৩৯1 3H 
ফায়সালাকারী মুজতাহিদ সঠিক সিদ্ধান্তে উপনীত হলে দ্বিগুণ বিনিময় লাভ 


করবে। পক্ষান্তরে ভুল ইজতিহাদের শিকার হলে একটি বিনিময় অবশ্যই 
লাভ করবে৷? 


ইমাম সাহেবের মতে, বিশেষ ফিকহী মাযহাবের পরিমণ্ডলে কারো মানস 
গড়ে উঠা এবং সে অনুসারে শরীয়তের আহকাম ও ইবাদতসমূহ পালন করা 
খুবই স্বাভাবিক ব্যাপার । গোড়া থেকেই এ ধারা চলে এসেছে। তবে 
মুসলমানের যথার্থ কর্তব্য এই যে, নিজেকে সে আল্লাহ্‌ ও তার রসূল 
(সা)-এর অনুগত মনে করবে এবং কুরআন সুন্নাহ থেকে প্রমাণিত যে কোন 
সিদ্ধান্ত নির্দ্বিধায় মেনে নেওয়ার জন্য নিজেকে প্রস্তুত রাখবে। 
মানুষ সাধারণত মা, বাপ, মুরববী ও প্রতিবেশীদের ‘আকীদা ও মাযহাবের 
পরিমণ্ডলেই বড় হয়, সন্তান যেমন দীনের ক্ষেত্রে মা, বাপ, মুরববী ও 
দেশবাসীর অনুগমন করে। কিন্তু বয়ঃপ্রাপ্তির পর আল্লাহ্‌ ও রসূল (সা)-এর 
আনুগত্য তার জন্য অপরিহার্য হয়ে পড়ে । তখন আর এ খোড়া অজুহাত 
চলবে না যে, (১421 «51 (১11 ৮১ ৮০০১ 4 আমরা বরং সে পথেই 
চলব যে পথে পূর্বপুরুষদের চলতে দেখেছি । অতএব, আল্লাহ্‌ ও তার রসূল 
(সা)-এর আনুগত্যের বিপরীতে পূর্বপুরুষ কিংবা দেশবাসীর “আকীদা-বিশ্বাসে 
যারা অবিচল থাকবে, জাহিলি য়াতের গন্তীভুক্ত হয়ে তারা আযাবের উপযুক্ত 
হবে। তদ্রুপ শরীয়তের কোন বিষয়ে আল্লাহ্‌ ও তার রসূল (সা)-এর সঠিক 
নির্দেশ জানার পরও যারা তা কবুল করতে গড়িমসি করবে এবং পূর্ববর্তী 
মত আকড়ে থাকবে নিঃসন্দেহে তারা শাস্তিযোগ্য অপরাধী বিবেচিত হবে ।২ 

১. ফাতাওয়া শায়খুল ইসলাম, ২য় খণ্ড, ২০১-২। 

২. ফাতাওয়া শায়খুল ইসলাম, খ. ২, পৃ. ৩৮৪ । 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ৩৩৫ 
আলিমদের মধ্যে যাদের গবেষণা, যুক্তি-প্রয়োগ এবং বিভিন্ন মতের মাঝে 
অগ্রাধিকার নির্ধারণের যোগ্যতা রয়েছে তাদের সম্পর্কে ইমাম ইবনে তায়মিয়া 
(র) লিখেছেন £ 
৮৬৮৮-০ alii alc ১১৯৪ ০০৪৪ ০১ ১৪১। gle SUI Ll 
15৯১0১০৬০১1 ১০ 554) 1৬৬13) ৫ ২৯১০ ১১৩ Sos 155) 
_ Jacl 5৪11 
যুক্তিপ্রয়োগের যোগ্যতা আছে এমন ব্যক্তিদের জন্য সর্বাবস্থায় তাকলীদ 
হারাম ও বৈধ উভয় ধরনের মত রয়েছে। তবে তৃতীয় মত এই যে, 
প্রয়োজনের সময় তাদের জন্য তাকলীদের অবকাশ রয়েছে যখন গবেষণা ও 
যুক্তি বিশ্রেষণের পর্যাপ্ত সময় তার হাতে নেই । এটাই অধিকতর যুক্তি সঙ্গত 
মত।১ 
তবে পূর্ণাঙ্গ ইজতিহাদী যোগ্যতার অধিকারী ব্যক্তি সম্পর্কে ইমাম সাহেবের 
ফয়সালা এই যে, কোন সিদ্ধান্তের বিপক্ষে-তিনি যদি আয়াত বা হাদীস দেখতে 
পান আর যুক্তিগ্রাহ্য কোন সুরাহা তার হাতে না থাকে তাহলে আয়াত বা 
হাদীসের অনুসরণই তার জন্য জরুরী । ইমাম সাহেবের ভাষায়_ 
৬/১৪|। 01 4৮০ ১৪৯৮০ ৮1 ৮৮4 ১৮৪১৯) de ১৯৪ 151 Ll 
৮৯৬৯4 (51 455 Slit ০৭) 42৮84 lsd Nl 
১১০1 ৮৮৮ 9৮৪১ ৮৮৯১১ ১১ ৮০৩ 514 Ls ১৮৬ এ 71 913 
BE CARES 8৮৮11 
অবশ্য ইজতিহাদী যোগ্যতাবলে কেউ যদি সাব্যস্ত করতে পারেন যে, অমুক 
সিদ্ধান্তের স্বপক্ষে এমন কোন প্রমাণ নেই যা ইজতিহাদ সুরাহা করতে পারে 
তাহলে তার জন্য আয়াত বা হাদীস অনুসরণ করাই জরুরী । তা না করলে 
সে কল্পনা ও প্রবৃত্তির অনুগামী এবং আল্লাহ্‌ ও তার রসূল (সা)-এর অবাধ্য 
বলে গণ্য হবে।২ 


ফিকহ শাস্ত্রে ইমাম ইবনে তায়মিয়ার মর্যাদা 


ইমাম ইবনে তায়মিয়া (র) সাধারণত ইমাম আহমদ ইবনে হাম্বলের 
মাযহাব ও মূলনীতি মুতাবিক ফতওয়া প্রদান করেছেন । তার অধিকাংশ ফতওয়া 
চার ইমাম কিংবা হিদায়াতপ্রাপ্ত কোন-না-কোন ইমামের ইজতিহাদের অনুকূল 
হতো । তবে ক্ষেত্র বিশেষে কুরআন, সুন্নাহ ও ইজমা'-কিয়াসের আলোকে নিজস্ব 


১. ফাতাওয়া শায়খুল ইসলাম, খ, ২, পূ. ৩৮৫। 
২. ফাতাওয়া শায়খুল ইসলাম । 


www.almodina.com 


৩৩৬ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 

ইজতিহাদও তিনি প্রয়োগ করেছেন। এ সকল দিক বিবেচনা করে তাকে হাম্বলী 
মাযহাবের “মুজতাহিদে মুনতাসিব' (অনুগামী মুজতাহিদ) বলাই যুক্তিযুক্ত হবে ।২ 
ইমাম ইবনে তায়মিয়ার সংস্কার প্রচেষ্টার ফল 

ইমাম ইবনে তায়মিয়া (র) যেভাবে কুরআন-সুন্নাহকে আকাইদের উৎসরূপে 
গ্রহণ করার জোরালো আহবান জানিয়েছেন এবং সার্থকতার সাথে নিজেও তা 
প্রয়োগ করে দেখিয়েছেন, তেমনি ফিকহ ও আহকামের ক্ষেত্রেও কুরআন ও 
সুন্নাহকে মানদণ্ডরূপে গ্রহণ করার জোর দাওয়াত দিয়েছেন এবং নিজেও তা 
আমল করে দেখিয়েছেন নিঃসন্দেহে এটা ইমাম ইবনে তায়মিয়ার অন্যতম 
সংক্কারমূলক অবদান । এ ক্ষেত্রে কুরআনের নিম্নোক্ত আয়াত ছিল তার আদর্শ $ 

- 41533 44401 ভ|। ১১১৪ দি ১৪ ১০১ ৮০০৮৪ 
কোন বিষয়ে তোমাদের মধ্যে বিরোধ দেখা দিলে আল্লাহ্‌ ও তার রাসূলের 
শরণাপন্ন হও । 

“ইলম ও ফিকহ-এর অঙ্গনে সুদীর্ঘ ইজতিহাদ প্রক্রিয়ায় তার এ দাওয়াত 
নতুন চিন্তা ও বুদ্ধিবৃত্তিক আলোড়ন এবং সরাসরি কুরআন-সুন্নাহ ফিরে আসার 
অপূর্ব চেতনা ও উদ্দীপনা সৃষ্টি করল । মোটকথা, “কল্যাণ-যুগের" যে ইসলামী 
চিন্তা-চেতনা মুসলিম জীবনের বুনিয়াদ ছিল, ইমাম ইবনে তায়মিয়ার মহৎ 
প্রচেষ্টায় মুসলিম জাহানে তা পুনরুজ্জীবিত হলো। এ সকল বুদ্ধিবৃত্তিক ও 
প্রায়োগিক সংস্কার অবদানের কারণে ইসলামের ইতিহাসে তিনি সেই বরণীয় 
ব্যক্তিবর্গের অন্যতম হওয়ার মর্যাদা লাভ করেছেন যাদের দ্বারা আল্লাহ্‌ পাক দীন 
ও শরীয়তের তাজদীদ ও পুনরুজ্জীবনের মহান খিদমত গ্রহণ করেছেন। 


এটা আল্লাহর দান; যাকে ইচ্ছা তাকেই তিনি তা দান করেন। আর আল্লাহ 
মহান দাতা । 


১. মুজতাহিদে মুনতাসিব অর্থ শাখা ও মূলনীতিতে ইজতিহাদী যোগ্যতা সত্ত্বেও যক্তি-প্রয়োগ ও 
সিদ্ধান্ত আহরণের ক্ষেত্রে কোন ইমামের অনুগমন করেন এবং সাধারণত তার ইজতিহাদের 
গন্তী অতিক্রম করেন না। ফিকহ শাস্ত্রে ইমাম ইবনে তায়মিয়া (র)-র মর্ধাদা ও ইজতিহাদী 
যোগ্যতা সম্পর্কে জানতে হলে পড়ুন মুহাম্মদ আবূ যুহরা রচিত «৯১ 4! পৃ. ৩৫০-৪৫১ 


www.almodina.com 


দ্বাদশ অধ্যায় 


ইবনে ইবনে তায়মিয়ার সুযোগ ছাত্র ও উত্তরসূরী 


হাফিজ ইবনুল কায়্যিম 

শায়খুল ইসলাম ইবনে তায়মিয়া (র)-র কর্মব্যস্ত দাওয়াতী জীবন এবং 
আকর্ষণীয় মহান ব্যক্তিত্ব স্বাভাবিক নিয়মেই আপন যুগ ও সমাজের ওপর সুগভীর 
প্রভাব বিস্তার করেছিল । ফলে ছাত্র, শিষ্য ও ভক্তদের এক বিরাট জামাআত তার 
চারপাশে জড়ো হয়েছিল । তীর ছাত্র-শিষ্যদের সুদীর্ঘ তালিকায় প্রিয়তম ছাত্র 
হাফিজ ইবনু'ল-কায়্যিম যে বৈশিষ্ট্য, মর্যাদা ও নৈকট্য লাভ করেছিলেন তা অনা 
কারো ভাগ্যে জোটেনি । বস্তুত তিনি ছিলেন ইমাম সাহেবের সৃবিশাল 
জ্ঞান-ভাণ্ডারের ধারক, বাহক ও প্রচারক । জীবনের অনুকূল প্রতিকূল সকল 
অবস্থায় প্রিয়তম উত্তাদের বিশ্বস্ত সঙ্গী ছিলেন তিনি এবং শেষ মুহূর্ত পর্যন্ত অটুট 
ছিল উত্তাদের প্রতি ছাত্রের এ দৃষ্টান্ত পূর্ণ বিশ্বস্ততা । এমনকি ইমাম সাহেবের 
ইনতিকালের পরও প্রিয়তম উত্তাদের প্রেম ও ভালোবাসা এবং আদর্শ ও বিশ্বাসে 
তিনি অটল ও অবিচল ছিলেন। ইবনু'ল-কায়্যিমের সুগভীর ‘ইলম ও প্রজ্ঞা, 
অতুলনীয় গুণ ও মর্যাদা এবং কর্ম ও অবদানের কথা বিবেচনা করলে স্বতন্ত্র গ্রন্থ 
রচনারই প্রয়োজন । তার গবেষণা ও রচনাকর্মেরও পর্যালোচনা ও মূল্যায়ন হওয়া 
উচিত ব্যাপক পর্যায়ে । কিন্তু বিস্ময়ের ব্যাপারে এই যে, তার জীবনের খুব কম 
তথ্যই আমাদের হাতে এসেছে । তার সুযোগ্য ও সুবিখ্যাত ছাত্র হাফিজ ইবনে 
রজব “তাবাকাতু'ল-হানাবিলা' গ্রন্থে 'ইবনু'ল-কায়িম' অধ্যায়ে যে কয়টি তথ্য 
দিয়েছেন ঘুরিয়ে ফিরিয়ে সেগুলোকেই এখন পরিবেশন করা হয়। এর কারণ 
সম্ভবত এই যে, স্বীয় জীবন ও ব্যক্তিত্বকে প্রিয়তম উত্তাদের মাঝে এমনভাবে 
তিনি বিলিয়ে দিয়েছিলেন যে, সমসাময়িকদের চোখে তার আলাদা ব্যক্তিত্ব ফুটে 
উঠার সুযোগ পায়নি । হাফিজ সাহেবের জীবন-বৃত্তান্ত সম্পর্কে যতদূর জানা গেছে 
সেটাই এখানে আমরা তুলে ধরার চেষ্টা করছি। 
সাধক (২য়)-২২ 


www.almodina.com 


৩৩৮ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 
নাম ও বংশ 


জন্য ৬৯১ হিজরী, নাম-মুহাম্মদ, কুনিয়াত বা উপনাম-আবৃ আবদুল্লাহ, 
উপাধি-শামসুদ্দীন, পিতার নাম-আবু বকর ইবন আইয়ুব । জন্মস্থান দামেশুকেই 
তিনি প্রতিপালিত হয়েছেন এবং সেখানেই সমাধিস্থ হয়েছেন। তার পিতা আবু 
বকর ছিলেন প্রখ্যাত জাওযিয়া বিদ্যাপীঠের অধ্যক্ষ । এ সূত্রেই তার নামের শেষে 
আল-জাওযী অভিধা যুক্ত হয়ে থাকে । শিহাব নাবলুসী আল-*আমির, কাযী 
তকীউদ্দীন, সুলায়মান, ফাতিমা বিনতে জাওহার, “ঈসা ইবন মুত'ইম, আবূ বকর 
ইবন আবদুদ্দাইম প্রমুখ যুগশ্রেষ্ঠ মুহাদ্দিছদের দরসে তিনি হাদীস 'শ্রবণ' করেন। 
অতঃপর হাম্বলী মাযহাবে জ্ঞান অজন করে মুফতী পদে বরিত হন এবং ফতওয়া 
প্রদানের কাজে আত্মনিয়োগ করেন। পরবর্তীতে তিনি ইমাম ইবনে তায়মিয়া 
(1) র এম" ঘনিষ্ঠ সান্নিধ্যে আসেন যে, মৃত্যুই শুধু তাদের পৃথক করতে 
পেরেছিল। ৭১২ হিজরীতে মিসর থেকে ইমাম ইবনে তায়মিয়া (র)-র ফিরে 
আসার পরই হাফিজ ইবনু'ল-কায়্যিম তার সংস্পর্শে আসেন।৯ 


জ্ঞানগত মর্যাদা 


হাফিজ ইবনে রজব লিখেছেন £ সকল ইসলামী শাস্ত্রে তার দখল ছিল। 
তবে তাফসীর জগতে তিনি ছিলেন অতুলনীয় । উসুল বিষয়ক শাস্ত্রসমূহেও তিনি 
শীর্ষস্থানের অধিকারী ছিলেন । হাদীস ও হাদীস-বিজ্ঞান এবং ইজতিহাদ ও সূক্ষ্ম 
যুক্তি-প্রয়োগে তার কোন সমকক্ষ চোখে পড়ে না। ফিকৃহ, ফিক্হ-বিজ্ঞান, আরবী 
ভাষা ও সাহিত্য এবং কালাম শান্ত্রেও তার যথেষ্ট দখল ছিল । সুফী দর্শন ও 
তাসাওউফ তন্তেও তিনি গভীর জ্ঞানের অধিকারী ছিলেন৷ কুরআন-সুন্নাহ্র ভাব 
ও মর্ম, ঈমানের হাকীকত ও তন্তু সম্পর্কে তার চেয়ে বড় আলিম কাউকে 
দেখিনি। নিষ্পাপ তিনি ছিলেন না নিশ্চয়, তবে উপরিউক্ত গুণ ও বৈশিষ্ট্যের 
ক্ষেত্রে তার মত মানুষ আমি দেখিনি । আল্লামা যাহবী বলেন, হাদীসের মতন ও 
সনদের প্রতি তার অখণ্ড মনযোগ ছিল। ফিকহ অধ্যয়নেই তিনি সদা নিমগ্ন 
থাকতেন এবং শাস্ত্রীয় জটিল বিষয়গুলো বিশদভাবে লিখতেন। ব্যাকরণ 
অধ্যাপনায় বেশ নাম ছিল তার এবং হাদীস-বিজ্ঞানে ও ফিকৃহ -বিজ্ঞানে ভালো 
যোগ্যতা ছিল 
যুহদ ও ইবাদত 

হাফিজ ইবনে রজবের মতে, বিন্দ্র রজনী যাপনে অভ্যস্ত ইবনু'ল-কায়্যিম 
বড় ইবাদত প্রেমিক ছিলেন । খুব দীর্ঘ ও প্রশান্তিপূর্ণ হতো তার সালাত । সদা 
যিকিরে সজীব ছিল তার যবান। হৃদয়ে ছিল আল্লাহ-প্রেম ও আল্লাহাতে সমর্পি - 
১. আল-বিদায়া, খ. ১৪. পূ. ২৩৪ । 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ' ৩৩৯ 
হওয়ার এক উদ্বেলিত ভাব । পবিত্র মুখাবয়বে ছিল আল্লাহ্‌র হুযুরে নিজের দৈন্য ও 
নিঃস্কতা এবং অসহায়ত্ব ও দীনতা প্রকাশের এক নূরানী দীপ্তি। এ দুর্লভ ভাবের 
অভিব্যক্তিতে আমার মনে হয়েছে তিনি সত্যিই অনন্য ও অতুলনীয় । কয়েকবার 
হজ্জ সমাপন ছাড়াও দীর্ঘদিন তিনি মক্কায় অবস্থান করেছেন । মক্কাবাসীরা তার 
সার্বক্ষণিক ইবাদত ও তাওয়াফের বিস্ময়কর সব ঘটনা শুনিয়ে থাকে। 
আল্লামা ইবনে কাছীর তার ইতিহাস গ্রন্থে লিখেছেন £ ইবনু'ল-কায়্যিম বড় 
ভালোবাসার মানুষ ছিলেন । হিংসা ও ঈর্ষা তার স্বভাবেই ছিল না। কাউকে কষ্ট 
দেওয়া কিংবা হেয় করা তিনি জানতেন না। তার একজন অতি প্রিয় সহচর 
হিসাবে সমসাময়িক দুনিয়ার তার চেয়ে ইবাদত পাগল ও নফল প্রেমিক কেউ 
ছিল কিনা আমার জানা নেই। দীর্ঘ রুকু" সিজদা সহ বড় প্রশান্তিপূর্ণ সালাত 
তিনি পড়তেন। সাথীদের মুখে এজন্য তাকে তিরস্কার ও শুনতে হতো, কিন্তু এ 
স্বাদের জিনিস পরিত্যাগ করা তার পক্ষে সম্ভব ছিল না। মোটকথা, গুণে ও 
কর্মের বিচারে তার তুলনা পাওয়া দুষ্কর ।১ 


অগ্নি পরীক্ষা 
উত্তাদ ও শায়খের মত ইবনে কায়্যিমকেও বিভিন্ন পরীক্ষা ও মুজাহাদার 
মুখোমুখি হতে হয়েছে বারবার । শেষ বারের মত ইবনে তায়ামিয়া (র)-কে দুর্গে 
বন্দী করা হলে তিনিও কারাজীবনে নিক্ষিপ্ত হন। তবে উভয়কে বিচ্ছিন্ন অবস্থায় 
রাখা হয়। ইমাম ইবনে তায়মিয়া (র)-র মৃত্যুর পর তিনি মুক্তি লাভ করেন। 
দীর্ঘ বন্দী জীবনের সবটুকু সময় তার কেটেছে কুরআন তিলাওয়াত ও অধ্যয়ন 
নিমগ্রতায় । ইবনে রজবের ভাষায় $ 
১১ 17৮৮০ ২১১৮৯ ৭4 ৩৯৪ ১১৪ ১৮৯ 4১ ৮১ eli 
ADAM ৮১৮১৩ alii 13581 
Lili inlay Alpi Ally sll ৩৯। ৫515 
_ SU 
বন্দী জীবন তার জন্য খুবই কল্যাণপ্রসু হয়েছিল । সে সময় এমন গভীর 
প্রজ্ঞা ও অভিজ্ঞান তিনি লাভ করেছিলেন যে, তত্ত্াজ্ঞানীদের জটিল ও সুক্ষ 


তত্ত্বজ্ঞানের গভীরে প্রবেশ করা তার জনা সহজ হয়ে গিয়েছিল। তার 
রচনা-সমগ্ধ এ ধরনের বিষয়বস্তুতে পরিপূর্ণ । 


১. আল-বিদায়া, খ. ১৪ পূ. ২৩৪. ২৩৫। 


www.almodina.com 


৩৪০ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 
ছাত্র ও সমমসাময়িকদের স্বীকৃতি 

বহু সংখ্যক আলিম ইবনু'ল-কায়্যিমের জীবদ্দশায় এমনকি মৃত্যুর পরও তার 
কাছ থেকে জ্ঞান লাভ করেছেন এবং উপকৃত হয়েছেন। সমমসাময়িক 
বিদগ্ধজনদের চোখে তিনি ছিলেন গভীর শ্রদ্ধা ও সমীহার পাত্র এবং তার শিষ্যতু 
লাভ ছিল তাদের জন্য গৌরবের বিষয় । তার ছাত্রদের তালিকায় ইবনে আবদুল 
হাদী এবং ইবনে রজবের মত মহাত্মাদের নামও রয়েছে। তার সম্পর্কে কাষী 
বুরহানুদ্দীন যুর'আর মন্তব্য হল, ‘আসমানের নিচে এখন তার চেয়ে বিস্তৃত 
জ্ঞানের মানুষ চোখে পড়ে না।' 
রচনা ও অধ্যাপনা 

আল-জাওষিয়ায় দীর্ঘদিন ইমামতের দায়িত্ব পালন ছাড়াও সদরিয়া বিদ্যাঙ্গনে 
বহুদিন ধরে তিনি অধ্যাপনার কাজ আঞ্জাম দিয়েছেন । এছাড়া বিভিন্ন বিষয়ে 
কিতাবও লিখেছেন প্রচুর । ইবনে রজবের মতে, পড়া-লেখা ও বই সংগ্রহে তার 
ঝোঁক ছিল প্রচণ্ড। ফলে সম্পূর্ণ ব্যক্তিগত উদ্দ্যোগে তিনি গড়ে তুলতে 
পেরেছিলেন বিরাট ও সমৃদ্ধ এক গ্রন্থাগার ৷ তদুপরি সংগৃহীত কিতাবের একটা 
উল্লেখযোগ্য অংশ ছিল তার স্বহস্তে অনুলিপিকৃত । 
রচনা-বৈশিষ্ট্য 

সৃবিন্যাস ও শৈলী বিচারে তার রচনাবলী স্বীয় উস্তাদ ও শায়খ ইবনে 
তায়মিয়্যা (র)-থেকেও বৈশিষ্ট্যপূর্ণ ছিল। কেননা তাসাওউফের মিষ্টতা এবং 
ভাষার লালিত্যের চমৎকার সমন্বয় ঘটেছিল তার লেখায় । সম্ভবত তার স্বভাব ও 
চরিত্রেরই ছায়াপাত ঘটেছিল তাতে । কেননা উষ্ণতার চেয়ে স্গিপ্ধতাই ছিল তার 
স্বভাবের বৈশিষ্ট্য । 


গুরুত্বপূর্ণ রচনাসমূহ 
ইবনে কায়িম রচিত গ্রন্থের সুদীর্ঘ তালিকা থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি গ্রন্থের 
নাম শুধু এখানে আমরা পেশ করছি। 


৯। 391) 5১| ৮১০ ৪১৫ 

২। Ls ০৩ ০০৮৮১ dle ৩৪৮১৫ ৮০৬। 0১1-৮০ 
আল্লামা আবদুল্লাহ আনসারী হারাবী রচিত -১১১১....11 )৮- এর এই 
ব্যাখ্যা গ্রন্থটি তাসাওউফ তন্তবে এক অনবদ্য রচনা । 


৩। Ll ১২০ 5১ ১৪ ১৮11 ১1) এ গ্রন্থের বিস্তারিত পর্যালোচনা 
আসাছে । 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ৩৪১ 

8 ৮৮31 ১৯ ৮৮০ ১১ ১৯/০০এ। ভা (৮৪5 > 

৫। alll ১১ ০ ৬-৯৪৩৬৭। ০১০| ইবনে কায়্যিমের অন্যতম 
বিশিষ্ট এই রচনাকর্মে ফিকহ্‌ ও হাদীসসেবীদের জন্য মূল্যবান তথ্যের বিরাট 
সমাবেশ রয়েছে। 

৬। ২2৯ UGA ১৮০০০০ ২। ০৪ ২4৮৩] ২55 ll 

৭। 1115424০8৯1) se ২1,০১৯ 351১৮০|। 

৮। 01১১ 31 ১১ ৬|। 01১31 ৬১৮৯ (জান্নাতের বিবরণ সম্পর্কে এর টীকা), 

ই 1519 ০1811 ৮3 

১০ । ১১৮৬৮|। ১1১ 0৮৬০ 

১১। Ub 4 ৬০ SLY Eat tcl 

১হ। ১3:১9.511 5১১৩৩ ০০১১৬০।। 5৪০ 

১৩। 4০1 5511 ol 

১৪ । Lal Lally ০11 ASIN 

১৫। ad ৮৮৯৮১ ১১৬]। ২৯৯ 

১৬। rs! ১54 

১৭। ২৮৫৯ 113 ১১৪11 (৮৯৪11 ১৮০ ১০ Adalat ০৮৬, 

“lastly - 

১৮। 01531 ২২৯০৪015১31 ২৯৬১ 

১৯। lsd 

২০। eA ২০৮০০]। ৮১ ২০৫৯। ৩১৮৭ 

২১। ALL oe Jew A A! cll 

২২। ৩৪/২৬। ২৬১১১ all is 

২৩। JUL ১১৫০ ৪ ০011 OL 

২৪ । ৩১৮৮০) Lbs ৩০০লী1 ০৮ 
মৃত্যু 

৭৯১ হিজরীর ২৩ শে রজব রোজ বুধবার রাতে তিনি ইনতিকাল করেন 
এবং পরদিন বাদ জোহর জামে মসজিদে তার জানাযা এবং বাবু'স-সাগীর 


কবরস্থানে দাফন অনুষ্ঠিত হয় । আল্লাহ্‌ তাকে রহম করুন এবং তার দরজা বুলন্দ 
কজন । 


www.almodina.com 


৩৪২ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 
যাদু'ল-মা“আদ গ্রন্থ পর্যালোচনা 
বহু গ্রন্থ প্রণেতা আলিমদের অন্যতম হাফিয ইবনু'ল-কায়্যিম রচনার মান ও 
পরিমাণ উভয় দিক থেকেই উজ্জ্বল বৈশিষ্ট্যের অধিকারী । তার কয়েকটি রচনা 
এতই মূল্যবান যে, সেগুলোর বিস্তারিত পরিচিতি ও সার-সংক্ষেপে তুলে ধরা 
বেশ ফলদায়ক হতো । বিশেষ করে বুদ্ধিবৃত্তিক দিক থেকে ৩৪৬৯ || ₹১.। 
এবং সংক্কারধর্মিতার দিক থেকে IL 0১1০ ও )৮৫1। | এমনই 
কালোত্তীর্ণ রচনা যে, সময়ের প্রয়োজনেই ইবনে তায়মিয়ার৯ ০1 ০!!! - 
৩:১৪ ৮1 = ১১|। গ্রন্থ দুটির মত এগুলোরও সুবিস্তৃত পরিচিতি ও 
সার-সংক্ষেপে তুলে ধরা উচিত । কিন্তু সেজন্য এক স্বতন্ত্র গ্রন্থের প্রয়োজন । তা 
ছাড়া ইবনু'ল -কায়্যিমের জীবনীগ্রন্থই হল এর উপযুক্ত ক্ষেত্র । তাই এখানে 
আমরা তার সুবিখ্যাত ১৯1| ১১১ ৮৪১৯ ৮৪ ১৮1। ১।) গ্রন্থটিই নির্বাচন 
করছি। কারণ এতে তার অন্যান্য গ্রন্থের বিচ্ছিন্ন বৈশিষ্ট্যগুলোর চমৎকার সমাবেশ 
ঘটেছে। সেই সাথে সীরাত, হাদীস, ফিকহ, কালাম ও তাসাওউফ-তত্তুসহ 
ইসলামী শাস্ত্রের বহু শাখার আলোচনা এতে স্থান পেয়েছে । আমল ও সংশোধন 
এবং দাওয়াত ও সংস্কারের ক্ষেত্রে ইহ্য়াউ'ল-'উলুমের পরে এমন বিস্তারিত ও 
পূর্ণাঙ্গ রচনা সম্ভবত আর নেই। নিখুঁত তথ্য-বিশ্রেষণ, নির্ভরযোগ্যতা ও 
কুরআন-সুন্নাহর সাথে সঙ্গতির ক্ষেত্রে ইবনু'ল -কায়্যিমের যাদু'ল-মা'আদ বরং 
ইমাম গাযালীর ইহ্য়াউ'ল-'উলৃমকেও ছাড়িয়ে গেছে। মনে হয় উম্মাহকে তিনি 
এমন কিছু উপহার দিতে চেয়েছিলেন যা দীনিয়াত গ্রন্থাগারের সার্থক প্রতিনিধিত্ব 
এবং শরীয়ত বিষয়ে সফল গাইড ও পথ-নির্দেশকের ভূমিকা পালন করতে 
পারে। যারা হাদীস প্রেমিক এবং সুন্নতে নববীর অনুসরণই যাদের সযতু প্রয়াস-এ 
কিতাবটির প্রতি তাদের সুগভীর অনুরাগ ছিল সব যুগে । এ কিতাব ছিল তাদের 
জীবনের বিশ্বস্ত বন্ধু, চলার পথের আলোক প্রদীপ এবং জীবন সফরের অমূল্য 
পাথেয় । ভারতে ১২৯৮ হিজরীতে এবং মিসরে ১৩২৪ হিজরীতে কিতাবটি 
সর্বপ্রথম প্রকাশিত হয়। ভারতীয় সংস্করণের কলেবর হলো বড় সাইজের ৯৩৭ 
পৃষ্ঠা, পক্ষান্তরে মিসরীয় ক্ষুদ্র টাইপ সংস্করণের পৃষ্ঠা সংখ্যা হলো ৯২৬। 
আপন নবীর পরিচয় যিনি পেতে চান এবং তার সীরাত ও আখলাক সম্পর্কে 
বিশদ জানতে চান, তার জন্য জরুরী কিছু বিষয়বস্তুর সমষ্টি হলো এ বইটি ৷ 
এর জন্য এমন সময় কলম হাতে নিয়েছি যখন হৃদয় আমার সুদীর্ঘ সফরের 
অস্থির পরিবেশে নিষাদক্লান্ত এবং ইলমের পূঁজি অল্প ৷ স্বাভাবিকভাবেই এ 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ৩৪৩ 


সময় মন আমার বিক্ষিপ্ত ও নিজীবি এবং কোন কাজে একাগ্রতা ও নিমগ্রতা 
প্রায় অসম্ভব । তদুপরি প্রয়োজনীয় গ্রন্থাদি হাতের কাছে নেই, জরুরী ও মত 
বিনিময়ের জন্যও পাশে নেই কোন বিদগ্ধ আলিম ।৯ 


গ্রন্থকারের এ বক্তব্য প্রথম দিকে কয়েকটি অধ্যায় অনুচ্ছেদ সম্পর্কে হলে 
আশ্চর্যের তেমন কিছু নেই। কিন্তু গোটা বইটি সম্পর্কে হলে সত্যি তা এক 
বিস্ময়কর ব্যাপার | কেননা হাদীসের মতন, সনদ ও রিজাল (বর্ণনাকারী) 
সম্পর্কে যে বিস্তৃত ও সারগর্ভ আলোচনার অবতারণা তিনি করেছেন, সীরাত ও 
ইতিহাসের যে -বিপুল খুঁটিনাটি তথ্য ও প্রমাণপঞ্জী তুলে ধরেছেন, তাতে 
সাধারণের মনে এ ধারণাই হবে যে, এক বিরাট ও সমৃদ্ধ গ্রন্থাগারে বসেই বুঝি 
বইটি লেখা হয়েছে। সত্য সত্যই আগাগোড়া বইটি সফরের অবস্থায় লেখা হয়ে 
থাকলে স্বীকার করতেই হবে যে, গ্রন্থকার সকল ইসলামী শাস্ত্রে, বিশেষত হাদীস 
ও ফিকহ্‌ শাস্ত্রে বিস্ময়কর ব্যুৎপত্তি ও প্রত্যুৎপন্নমতিত্রের ক্ষেত্রে পূর্বসূরী 
মুহাদ্দিছদের তিনি ছিলেন উজ্জ্বল দৃষ্টান্ত । যুগের অনন্য উত্তাদ ইবনে তায়মিয়া 
(র)-র সার্থক উত্তরসূরী ছিলেন তিনি । 


কিতাবের শুরুর দিকে ইবনু'ল-কায়্যিম নবুওয়ত ও ওহীর স্তর ও পর্যায় 
সম্পর্কে এমন বিস্তারিত আলোচনা করেছেন, ওহীর প্রকার ও প্রকৃতি সম্পর্কে 
এমন পূর্ণাঙ্গ আলোকপাত করেছেন যা সাধারণ সীরাত গ্রন্থে পাওয়া যায় না।২ 
অতঃপর নবী জীবনে ইসলামী দাওয়াত যে-সকল পর্ব ও পর্যায় অতিক্রম করেছে 
তার অনবদ্য বিবরণ তুলে ধরেছেন । নবীর নামসমুহের মর্ম ও তত্ত্ব সম্পর্কে 
বিস্তারিত ও উপভোগ্য আলোচনার ফাকে ফাকে স্বীয় উন্তাদের অনুকরণে ফিকহ 
ও ব্যাকরণের প্রচুর মাসআলা ও সুক্ষ্ম তত্ত্ব এবং কিছু কিছু নিজস্ব অনুভব ও 
উপলন্ধিজাত বিষয়ও তিনি তুলে ধরেছেন । সেই সাথে সীরাত সংক্রান্ত সাধারণ 
তথ্যমালা এবং রসূল সাল্লাল্লাহু 'আলায়হি ওয়া সাল্লামের সাথে সম্পৃক্ত ছোট-বড় 
সকল ঘটনা একত্রিত করে দিয়েছেন। তাতে তার আখলাক-চরিত্র, স্বভাব-প্রকৃতি 
ও দৈহিক আকৃতি, আচার-অভ্যাস এবং দৈনন্দিন আমল সংক্রান্ত আলোচনারও 
একটা উল্লেখযোগ্য সংগ্রহ তাতে এসে গেছে ।১ এরপর শুরু হয়েছে সালাতসহ 
রসূল (র)-এর অন্যান্য ইবাদত সম্পর্কে বিস্তারিত ও সূক্ম আলোচনা ৷ বলা চলে 
যে, এ প্রসঙ্গে তিতি তার ব্যাপক ও বিস্তৃত হাদীস অধ্যয়নের সার-নির্যাস 
আমাদের উপহার দিয়েছেন এবং এখানেই তার মুহাদ্দিছসুলভ প্রজ্ঞা এবং 
গবেষণাসুলত জ্ঞান গভীরতার পূর্ণ বিকাশ ঘটেছে। এ প্রসঙ্গে ফিকহ ও হাদীসের 
১. যাদু'ল-মা'আদ (ভারতীয় সং), পৃ. ১৫. 
২. যাদু'ল-মা'আদ (ভারতীয় সং), খ. ১. পূ. ১৮। 
৩. যাদু'ল-মা'আদ (ভারতীয় সঃ), ১ম খ.. পর. ২৫-৪১ 


www.almodina.com 


৩৪৪ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 
উসূল শাস্ত্রীয় কিছু সূক্ষ্ম আলোচনা” এবং রিজাল শাস্ত্রীয় কিছু মূল্যবান তথ্যও তার 
কলম থেকে আমরা পেযেছি।২ চার ইবাদত (সালাত, সিয়াম, যাকাত, হজ্জ) 
বিষয়ক এ অধ্যায়গুলো আহকাম ও ফিকহ-সংক্রান্ত আলোচনার ফাকে ফাকে 
ঈমান ও ভাব-উদ্দীপক কিছু প্রাসঙ্গিক বিষয়ও তিনি পরিবেশন করেছেন । যাকাত 
ও সাদাকা অধ্যায়ে তিনি লিখেছেন যে, গোটা সৃষ্টি জগতে রসূল সাল্লাল্লাহু 
আলায়হি ওয়া সাল্লামই ছিলেন সর্বাধিক উন্মুক্ত চিত্ত, প্রফুল্ল হৃদয় ও প্রশান্ত 
আত্মার অধিকারী মানব । কেননা শরহে সদর তথা চিত্রোন্ুক্ততা অর্জনে দান ও 
সদয়াচরণের বিরাট ভূমিকা রয়েছে । নবুওয়তের গুণ ও বৈশিষ্ট্যের জন্য শৈশবে 
স্থলভাবেই আল্লাহ তার রসূল (সা)-কে *শরহে সদর' দান করেছিলেন এবং সিনা 
মুবারক উন্মুক্ত করে শয়তানের অংশ ফেলে দিয়েছিলেন । দান, বদান্যতা ও 
আত্মত্যাগের মহৎ চরিত্রের কারণে এই চিত্তোনুক্ততা আরো উৎকর্ষ লাভ 
করেছিল । উপরিউক্ত দৃষ্টিকোণ থেকে ইবনু'ল-কায়াম সীরাতুন্নবীর ওপর 
বিস্তারিত আলোকপাত করেছেন ও শরহে সদরের বিভিন্ন কারণ পর্যালোচনা করে 
লিখেছেন £ 
‘শরহে সদর" বা চিত্তোনুক্ততা লাভের বহু উপায় রয়েছে। আর সেগুলো 
রসূল সাল্লাল্লাহু ‘আলায়হি ওয়া সাল্লামের মাঝে পূর্ণ তম মাত্রায় বিদ্যমান 
ছিল। এর মধ্যে তাওহীদ হলো সবচে" গুরুত্বপূর্ণ ও শক্তিশালী উপায়। 
তাওহীদের বিশ্বাস যত পূর্ণাঙ্গ ও শক্তিশালী হবে 'শরহে সদর' সেই অনুপাতে 
উৎফর্ষতা লাভ করবে । আল্লাহ পাক ইরশাদ করেছেন £ 
- ১১১১০ ১১ ৮০ ১৬৯ ১১৮১৭ ১১০ ts: 
ইসলামের জন্য যার হৃদয় আল্লাহ উন্মুক্ত করে দিয়েছেন সে তো তার রবের 
পক্ষ থেকে আলোকপ্রাপ্ত ।* 
4433 ৩। ১১৪ ৮১০৬ ৮১৮১৭ ১১৮৯ ১ ee ৪] Al ৪ 
celal ৪ ৮৮৯১ ৮০০৩ ৮৯১৯ ৮০০০ ১১৭৮০ ~~ 
আল্লাহ যাকে হিদায়াত দান করতে চান তার হৃদয়কে ইসলামের জন্য উন্মুক্ত 
করে দেন। আর যাকে বিপথগামী করতে চান তার হৃদয়কে করে দেন 
সংকীর্ণ ও রুদ্ধ ৷ ইসলাম গ্রহণ তার জন্য তখন দুঃসাধ্য হয়ে পড়ে, যেন সে 
আকাশে আরোহণ করছে। 
১. যাদু'ল-মা'আদ (ভারতীয় সং). ১ম.. পু, ৬৯. ১০৫ 


২. মাদু'ল-মাঁআদ (ভারতীয় সং). ১ম খ.. পূ. ৭৩. ৯৯ 
৩. পুরা যুমার-২২ ' 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ৩৪৫ 
মোটকথা, হিদায়াত ও তাওহীদ হচ্ছে 'শরহে সদর' লাভের সর্বাধিক 
শক্তিশালী উপায় । পক্ষান্তরে শিরক ও গোমরাহী হচ্ছে হৃদয়ের সংকীর্ণতা ও 
রুদ্ধতার বড় কারণ । 


“শরহে সদর' লাভের আরেকটি উপায় হলো বান্দার অন্তরে আল্লাহ্‌ প্রদত্ত 
সেই ঈমানী নূর ও আলোক যা সিনাকে উন্মুক্ত ও প্রশস্ত করে এবং কলবকে 
করে প্রফুল্ল ও আনন্দিত । এই নূর ও আলোক বান্দার অন্তর থেকে অপসৃত 
হলে তা সংকীর্ণ হয় এবং চুপসে যায়। বান্দা তখন এক অন্ধকার ও সংকীর্ণ 
কারাগারে নিক্ষিপ্ত হওয়ার যন্ত্রণা অনুভব করে। তিরমিযী শরীফে রসূল 
সাল্লাল্লাহু 'আলায়হি ওয়া সাল্লামের ইরশাদ বর্ণিত হয়েছে ঃ 
41115 ২০১০5 ৮53 15105 7 0১013 ০৮৮৬০) ৬৪11 ISS IH 
2321 ১1১৩৮ ৬ 05013 5১৯1 515 511 22031 00৩ 4441 0১০১৪ 
- 4413১ ssl slay, 
বান্দার অন্তরে 'নূর' প্রবেশ করলে তা উন্মুক্ত ও প্রশস্ত হয়। সাহাবায়ে কেরাম 
জিজ্ঞাসা করলেন ঃ হে আল্লাহর রসূল! তার আলামত কি ? ইরশাদ হলো, 
চিরস্থায়ী জীবনের প্রতি আগ্রহ ও আকর্ষণ, ক্ষণস্থায়ী জীবনের প্রতি অনাগ্রহ 
ও নির্লিপ্ততা এবং মৃত্যু আসার আগেই সেজন্য প্রস্তুতি গ্রহণ । 


এই নূর ও আলোক মানুষ যে পরিমাণ লাভ করে ‘শরহে সদর' নামের এঁশী 
সম্পদে সেই পরিমাণ সে এরশ্বর্যশালী হয়। এমনকি তা স্থল আলো ও 
অন্ধকার, চিত্তের প্রশস্ততা ও প্রফুল্নতা এবং সংকীর্ণতা ও অপ্রফুল্লুতা সৃষ্টি 
করে থাকে । 


‘শরহে সদর’ লাভের আরেকটি উল্লেখযোগ্য উপায় হলো, “ইলম ও জ্ঞান, 
যা মানব চিত্তকে উন্মুক্ত ও প্রশস্ত করে। এমনকি তা গোটা বিশ্বের ব্যাপ্তি ও 
বিস্তৃতিকেও ছাড়িয়ে যেতে পারে । পক্ষান্তরে মূর্খতা আনে হৃদয়ের সংকীর্ণতা 
ও রুদ্ধতা। ‘ইলমের ব্যাপ্তি ও বিস্তৃতি অনুপাতেই ঘটে হৃদয়ের ব্যাপ্তি ও 
বিস্তৃতি। তবে যে কোন আলিমের ভাগ্যে এ মহান সম্পদ জোটে না। এটা 
শুধু রসূল সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লাম থেকে উত্তরাধিকারসূত্রে পাওয়া 
'ইলমেরই বৈশিষ্ট্য ! উপকারী ও কল্যাণপ্রসূ 'ইলম শুধু এটাই ৷ এ মহাসম্পদ 
সৌভাগ্য যিনি লাভ করবেন তিনিই হবেন সবচেয়ে প্রশস্ত ও উন্মুক্ত চিন্ত। 
চরিত্র ও নৈতিকতায় তিনিই হবেন সর্বোত্তম এবং তার জীবন ও সময়ই হবে 
সবচেয়ে সুখী ও প্রশান্তি পূর্ণ 


www.almodina.com 


5৪৬ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 


*শরহে সদর' লাভের আরেকটি বড় উপায় হলো ইনাবাত ইলাল্লাহ' তথা 
আল্লাহ-নিমগ্রতা ৷ অর্থাৎ হৃদয়ের সবটুকু অনুভূতি দিয়ে তাকে প্রেম করা, 
সব দুয়ার থেকে মুখ ফিরিয়ে তার দুয়ারেই শুধু পড়ে থাকা এবং তার 
ইবাদতেই শুধু ডুবে থাকা । মোটকথা, “শরহে সদর' লাভের জন্য এর চেয়ে 
কার্যকর ও ফলপ্রসু উপায় আর নেই । এ সম্পদ ও এশ্বর্য কখনো তুমি পেয়ে 
গেলে স্বতঃস্ফুর্তভাবেই বলে উঠবে যে, জান্নাতে গিয়েও এ নিয়ামত আমি 


পেতে চাই। 


‘শরহে সদর' ও হৃদয়ের প্রশান্তি লাভে প্রেম ও ভালোবাসাও বিরাট ভূমিকা 
পালন করে। যার হৃদয়ের সবুজ অঙ্গনে প্রেমের ময়ূর পেখম মেলেছে এবং 
যার জীবনে ভালোবাসার স্বর্গসুখ নেমে এসেছে সেই শুধু তা অনুভব করতে 
পারবে । প্রেম যত গভীর হবে, বাধ ভাঙা জোয়ারের মত ভালবাসা যত 
উচ্ছসিত হবে, চিত্রোনুক্ততা ও চিত্তপ্রশান্তিও সেই পরিমাণে বৃদ্ধি পেতে 
থাকবে । পক্ষান্তরে এ সম্পদ এশ্বর্য থেকে বঞ্চিত অপদার্থদের দিকে 
তাকালেও হৃদয় হয়ে যাবে সংকীর্ণ ও আবিলতাপূর্ণ । তাদের দর্শন হলো 
চোখের পীড়া এবং তাদের সঙ্গ হলো আত্মার ব্যাধি । 


এবার বিপরীত দিক থেকে বলা যায় যে, হৃদয়ের সংকীর্ণতা ও আবিলতা 
বিমুখ হওয়া এবং আল্লাহ্‌র যিকির ও ইবাদতে অনাগ্রহী ও উদাসীন হওয়া । 
যে গায়রুল্লাহর সাথে বান্দার প্রেম হবে সে গায়রুল্লাহ্‌ দ্বারাই তাকে আযাব 
ও কষ্ট দেওয়া হবে। সে গায়রুল্লাহ্র প্রেমের জাহান্নামী আগুনেই জ্বলে পুড়ে 
খাক হতে থাকবে । তার চেয়ে বদনসীব, অভিশপ্ত, অসুখী ও হতভাগা 
পৃথিবীতে আর কেউ হতে পারে না। বস্তুত প্রেম ও মুহব্বত দুই প্রকার ঃ 
এক প্রেম হৃদয় মনে সজীবতা আনে, আত্মাকে পুষ্টি ও খাদ্য যোগায়, চোখ 
জুড়ায়, প্রাণ শীতল করে । এককথায়, মাটির পৃথিবীকে জান্নাতে রূপান্তরিত 
করে । সেই প্রেম হলো আল্লাহ্‌-প্রেম, যা হৃদয় ও আত্মার সবটুকু ইচ্ছা ও 
অনুভূতিসহ আল্লাহর (যাত ও সিফাত তথা গুণ ও সত্তার) মাঝে নিজেকে 
বিলিয়ে দিতে উদ্বুদ্ধ করে । আরেকটি প্রেম আছে যা আত্মার যন্ত্রণা, বুকের 
জালা, হৃদয়ের সংকীর্ণতা এবং চিন্তার আবিলতা সৃষ্টির মাধ্যমে জীবনকে 
জাহান্নামে পরিণত করে । সেটা হলো গায়রুল্লাহর প্রেম ও মোহ । 
আরেকটি উপায় ৷ যিকিরই মানব হৃদয়ে আনে পরম তৃপ্তি ও শান্তি এবং 
নিবিড় তুষ্টি ও প্রশান্তি । পক্ষান্তরে গাফলত ও উদাসীনতা হলো হৃদয়ের 
সংকীৰ্ণতা, বদ্ধতা, যন্ত্রণা ও অস্থিরতার অন্যতম কারণ 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ৩৪৭ 


‘শরহে সদর' লাভের ক্ষেত্রে সৃষ্ট জীবের প্রতি দয়া ও সদয় আচরণের 
ভূমিকাও কম গুরুত্বপূর্ণ নয়। যার স্বভাবে রয়েছে সৃষ্ট জীবের কল্যাণ ও 
উপকারের সীমাহীন জযবা ও আবেগ, নিঃসন্দেহে তার হৃদয় হবে উন্মুক্ত, 
প্রশস্ত, প্রশান্ত ও তৃপ্ত। পক্ষান্তরে যে কৃপণের স্বভাবে ইহসান ও কল্যাণের 
জযবা নেই- সে হতভাগ্যের হৃদয় হবে সংকীর্ণ, বিষাদগ্রস্ত, বিপর্যস্ত ও 
আবিলতাপূর্ণ । সদকা ও দানে অভ্যস্ত ত্যাগী মানুষের উদাহরণ দিতে গিয়ে 
আল্লাহ্‌র রসূল ইরশাদ করেছেন £ মনে কর এক লোকের দেহে দু'টি 
লৌহবর্ম রয়েছে । যখন সে সদকা প্রদানের নিয়ত করে তখন বর্ম প্রশস্ত হতে 
থাকে । এমনকি তার কাপড়ের নীচের অংশ মাটিতে গড়াগড়ি খায়। ফলে 
তার পায়ের দাগগুলো মুছে যায়। পক্ষান্তরে কৃপণের অবস্থা এই যে, বর্মের 
প্রতিটি অংশ তার শরীরে চেপে বসে; তাতে আর কোন প্রশস্ততা ও স্বাচ্ছন্দ্য 
অবশিষ্ট থাকে না। 


‘শরহে সদর' লাভের আরেকটি উপায় হলো বীরত্ব ও সাহসিকতা । সাহসী 
মানুষের বক্ষ থাকে উন্মুক্ত, প্রশস্ত ও মনোবলসম্পন্ন । পক্ষান্তরে ভীরুর অন্তর 
হয় ক্ষুদ্র ও সংকীর্ণ। পশুরা যে পরিমাণ সুখ, আনন্দ, স্বাদ ও তৃপ্তি লাভ 
করে- তার ভাগ্যে ততটুকুই মাত্র জোটে । কৃপণ, আল্লাহ-বিমুখ, আল্লাহর 
যিকির. থেকে গাফিল, তার নাম ও সিফাত সম্পর্কে অজ্ঞ, তার দীন সম্পর্কে 
বেখবর এবং গায়রুল্লাহর মোহজালে আটকা পড়া ব্যক্তির মত ভীরু ও 
বুষদিল ব্যক্তিত্ব আত্মার তৃপ্তি ও প্রশান্তি এবং হৃদয়ের অনাবিল আনন্দ ও 
সন্তুষ্টির সুমহান সম্পদ-এশ্বর্য থেকে হয় সম্পূর্ণ বঞ্চিত। এই আনন্দ ও 
প্রশান্তিই কবরে বসন্ত-সজীব সবুজ বাগিচার রূপ ধারণ করে। তদ্রাপ 
হৃদয়ের সংকীর্ণতা ও আবিলতাই যন্ত্রণাদায়ক জেলখানার রূপ ধরে হাযির 
হয়। পৃথিবীতে মানুষের সিনায় বিদ্যমান কলবের যে অবস্থা ছিল সে অবস্থাই 
তার হবে কবরের নিঃসঙ্গ জীবনে | এখানের আনন্দ সেখানেও আনন্দের রূপ 
ধারণ করবে এবং এখানের অশান্তি সেখানেও অশান্তির কারণ হবে । তবে 
(রোগ, ব্যাধি, দারিদ্র ও অন্যান্য কারণে) পৃথিবীতে ঈমানদারদের যে 
সাময়িক কষ্ট ও অশান্তি দেখা দেয় তদ্রপ (সম্পদ ও ক্ষমতা এবং ভোগ ও 
পাশবিকতার মাধ্যমে) কাফির ও গাফিল ব্যক্তিরা যে ক্ষণিক সুখ লাভ করে 
তা মোটেই উল্লেখযোগ্য নয়। হৃদয়ে সর্বক্ষণ বিদ্যমান থাকা স্বভাবের 
অবস্থাই হলো বিবেচ্য । 


'শরহে সদর' লাভের জন্য হৃদয়কে সেই সব ঘৃণ্য দোষ ও বৃত্তি থেকে 
অবশ্যই মুক্ত করতে হবে যা হৃদয়ে সংকীর্ণতা ও অস্বস্তি সৃষ্টি করে এবং 
কলবের আরোগ্য লাভে প্রতিবন্ধক হয় ৷ "শরহে সদর' লাভের উপায়গুলো 


www.almodina.com 


৩৪৮ শায়খুল ইসলাম হাফিজ ইবন তায়মিয়া (র.) 


আয়ত্ব করার সাথে সাথে উপরিউক্ত ঘৃণ্য দোষগুলো থেকে কলবকে পবিত্র 
না করলে “শরহে সদরের" উল্লেখযোগ্য অংশ থেকেই মানুষ মাহরূম হবে । 
বড় জোর এই হবে যে, তার ভিতরে দু'টি বিপরীত উপাদানের দ্বন্দ্ব ও 
ংঘাত চলতে থাকবে । তদ্রুপ অপয়োজনীয় বিষয়সমূহ দেখা, শোনা, ও 
বলা এবং বিনা প্রয়োজনে মেলামেশা, পানাহার, নিদ্রা ইত্যাদি পরিহার করে 
চলাও জরুরী । কেননা এ অপয়োজনীয় বোঝাগুলো কলবের জন্য আযাব, 
কষ্ট ও বিপদের কারণ এবং হৃদয়ের সংকীর্ণতা ও রুদ্ধতার উৎস ৷ এগুলোর 
কারণে মানব হৃদয় ভীষণ কষ্ট বোধ করে । দুনিয়া-আখিরাতের অধিকাংশ 
কষ্ট ও আযাব মূলত এগুলোরই ফল । হায় আল্লাহ্‌! এই বিপদসংকুল 
মরুভূমিতে দৌড়ঝাপ করেই যার জীবন কেটে যায় সে কতই না পেরেশানি, 
বিপর্যস্ততা ও সংকীর্ণচিত্ততার মাঝে দিন যাপন করে। পক্ষান্তরে সেই 
ভাগ্যবান ব্যক্তির সুখ-শান্তি ও হৃদয়ের প্রফুল্রতার কি কোন সীমা -পরিসীমা 
আছে যে তার জীবন ও চরিত্রের সবকটি উত্তম স্বভাব ও গুণ ধারণ করে 
রেখেছে? এর কর্মে ও আচরণে সেগুলোর প্রকাশ ঘটাচ্ছেঃ এদের সম্পর্কেই 
তো ইরশাদ হয়েছে £ ১.২১ ৮৪] ১1১31 ১! নিঃসন্দেহে সৎ লোকেরা 
জান্নাতে আছে। অতঃপর প্রথমোক্তদের সম্পর্কে বলা হয়েছেঃ ১৮৯ ৪|। 1 
৯:৯৯ ৪] (নিঃসন্দেহে অসৎ লোকেরা জাহান্নামে আছে)। এ উভয় 
অবস্থারই অবশ্য বহু স্তর রয়েছে এবং স্তর থেকে স্তরের তফাত”ও দূরত্বের 
সঠিক ‘ইলম আল্লাহরই শুধু রয়েছে । মোট কথা, সজীবতা লাভের জনা 
প্রয়োজনীয় ‘শরহে সদর' তথা হৃদয়ের প্রশস্ততা ও আত্মার স্বভাব ও 
গুণাবলীর ক্ষেত্রে আল্লাহ্‌র রসূল (স.) ছিলেন সৃষ্টি জগতে সকলের চেয়ে 
পূর্ণ, সকলের চেয়ে অগ্রগামী । সেই সাথে স্থূল ও দৈহিক দিক থেকেও তার 
“শরহে সদর' এমন ছিলো যার সমকক্ষ পৃথিবীর অন্য কোন মানুষ হতে 
পারে না।৯ যে মানুষ রসূল সাল্লাল্লাহু "আলায়হি ওয়া সাল্লামের পদাংক 
অনুসরণে যত অধিক বৈশিষ্ট্যমণ্ডিত হবে ‘শরহে সদর' ও হৃদয়ে 
প্রশস্ততাজনিত সুখ ও শান্তির সম্পদ এশ্বর্য সে তত অধিক লাভ করবে । বলা 
বাহুল্য যে, কাজ প্রশস্তকরণ, ভার অপসারণ এবং স্বনামধন্য উচ্চ মর্যাদা 
_. ইত্যাদি প্রতিটি ক্ষেত্রেই আল্লাহ্‌র রসূল (স) শীর্ষতম সোপানে২ এবং চূড়ান্ত 
*১। উল্লেখ্য যে. এই শরহে সদর মুলত বক্ষ বিদীর্ণ করণেরই ফলশ্রুতি ছিল । এ ঘটনা সম্পর্কে 
আহলে সুন্নতের সকল প্রাজ্ঞ আলিম ও সীরাতকার একমত  যাদু-মা'আদে হাফিজ ইবনু'ল 
কায়ামও তা উল্লেখ করেছেন 
২২ "আমি কি তোমার বক্ষ সম্প্রসারিত করি নাই? আর তোমার বোঝা কি নামিয়ে সেই দেই নাই 
যা তোমার পৃষ্ঠদেশ বাকা করে দিয়েছিল আর তোমার স্ররণকে শীর্মতম সোপানে উন্নীত 
ক/রছি *!আাল-কুলআনা 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ৩৪৯ 


বিন্দুতে অবস্থান লাভ করেছিলেন । সুতরাং উম্মতও তার পদাংক অনুসরণ 
অনুপাতে এ সম্পদ ও নিয়ামতের অংশ পেতে থাকবে ।১ 
গ্রন্থকার প্রতিটি ইবাদতের আহকাম ও মাসায়েল বর্ণনার পূর্বে সেগুলোর 
অবতরণকাল, হিকমত ও তত্ত্ব এবং কল্যাণ ও তাৎপর্য সম্পর্কেও বিশদ আলোচনা 
করেছেন। বিষয়বস্তুর দিক দিয়ে তা যেমন সবাঙ্গীন ও পূর্ণাঙ্গ তেমনি আঙ্গিকের 
দিক থেকেও তা আকর্ষণীয় ও হৃদয়গ্রাহী । এখানে আমরা একটি মাত্র নমুনা পেশ 
করছি ঃ 
সিয়ামের উদ্দেশ্য হলো নফসের কুপ্রবৃত্তিগুলোকে দমন করা এবং মানুষের 
মধ্যে অভ্যস্ত ও প্রিয় জিনিসগুলো থেকে বিরত থাকার অভ্যাস ও শক্তি সৃষ্টি 
করা এবং তার রিপুশক্তিতে এতটা ভারসাম্য সৃষ্টি করা যাতে তার অন্তরে 
চিরন্তন সৌভাগ্য লাভের প্রেরণা সৃষ্টি হয়। সেই সাথে ক্ষুধা-পিপাসার 
মুকাবিলা করার পর্যাপ্ত শক্তি সৃষ্টি করাও সিয়ামের উদ্দেশ্য । সিয়াম 
আমাদেরকে মানুষের ক্ষুধার্ত কলিজার কথা স্মরণ করিয়ে দেয়। আমরা 
বুঝতে পারি, পৃথিবীর লাখ লাখ আদম সন্তান অহরহ কিয়ামতের কি কঠিন 
আযাব ভোগ করছে, যারা জঠর জ্বালা নিবারণের জন্য পায় না এক মুঠো 
অন্ন এবং পিপাসাকাতর কলজে ঠাণ্ডা করার জন্য এক কাতরা পানি। 
পানাহার ও কামরিপু নিয়ন্ত্রণের মাধ্যমে সিয়াম শয়তানকে মানুষের জীবনে 
তার শয়তানী ইচ্ছার প্রতিফলন ঘটাতে দেয় না, বরং বাধা দেয়। ফলে 
অভিশাপ থেকে সে মুক্তি পায় । সিয়াম মানুষের প্রতিটি অঙ্গ-প্রতাঙ্গে স্থিরতা 
ও প্রশান্তি আনে, তার পাশবিকতা ও উন্মন্ততা দমন করে এবং রিপুগুলোর 
মুখে মযবুত লাগাম এঁটে দেয় । সিয়াম হচ্ছে মুত্তাকীদের জন্য লাগাম, নফস 
ও আত্মার স্থায়ী যুদ্ধে আত্মার জন্য ঢাল এবং নৈকট্য প্রত্যাশী নেককারদের 
জন্য এক সফল মুজাহাদা ও সাধনা । মানুষের সমস্ত আমলের মধ্যে 
একমাত্র সিয়ামই হচ্ছে আল্লাহ্র জন্য বিশিষ্ট । একজন সিয়াম সাধক 
আসলে কি করেনঃ তার মাবুদ ও মাহবুবের সন্তষ্টি লাভের জন্য পাশবিকতা 
ও ভোগের চাহিদা দমন করেন । সুতরাং সিয়ামের অর্থ হচ্ছে আল্লাহর 
মুহব্বত ও ভালোবাসা এবং রেযা ও সন্তুষ্টির পথে পাশবিক সুখ ও ভোগ 
বর্জনের মাধ্যমে এক মহান ত্যাগ ও কুরবানী পেশ করা । সিয়াম হচ্ছে বান্দা 
ও আল্লাহ্‌র মাঝে এক গোপন রহস্য. যা অবগত হওয়া অন্য কারো পক্ষে 
সম্ভব নয়। অন্যদের এটা তো জানা সম্ভব যে. সিয়াম সাধক নিষিদ্ধ 
বিষয়গুলো বর্জন করেছে । কিন্তু সেটা সে মা'বৃদের রেযা ও সন্তুষ্টি লাভের 
১. যাদৃ'ল-মা'আদ. ১৫৮ থেকে ১৬০ প. ১ম খণ্ড (নিজামী) 


www.almodina.com 


৩৫০ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 


“উদ্দেশ্য"বর্জন করেছে, এ জানা সম্ভব নয়। এ হলো বান্দার কলব ও 
হৃদয়ের এমন এক সুগোপন ভাব ও অনুভূতির নাম যা অন্য কারো পক্ষে 
জানা অসম্ভব। এটাই হচ্ছে সিয়ামের হাকীকত । দৈহিক ও আত্মিক শক্তির 
হিফাজত. সংরক্ষণ ও অপচয় রোধেও সিয়ামের বিস্ময়কর অবদান রয়েছে । 
সিয়াম হচ্ছে সেই পাশবিক আবর্জনাগুলোর বিরুদ্ধে এক সার্থক রক্ষা-ব্যবস্থা 
যা মানুষের ওপর পূর্ণ প্রভাব ও আধিপত্য বিস্তারে সক্ষম হলে তার আত্মা ও 
চরিত্রে পচন ধরিয়ে ছাড়ে । সেই সাথে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর উপাদানগুলো 
থেকেও সিয়াম মানুষের শরীরকে মুক্ত করে । সুতরাং সিয়াম যুগপৎ দেহ ও 
আত্মার স্বাস্থ্য রক্ষা করে এবং পাশবিক স্বেচ্ছাচারিতায় বিধ্বস্ত স্বাস্থ্যের 
পুনরুদ্ধারের ক্ষেত্রেও তা গুরুত্বপূর্ণ অবদান রাখে । সিয়াম তাকওয়ার মহৎ 
গুণ অর্জনের অত্যন্ত সহায়ক ইবাদত । এজন্যই ইরশাদ হয়েছে ঃ 
AH তি ৮৯৪ ৫৮৮০ ১০৭:০ SS 12৮০1 IL 
হে ঈমানদারগণ ! তোমাদের ওপর সিয়ামের বিধান ফরয করা হলো যেমন 
করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর । আশা করি তোমরা মুত্তাকী 
হতে পারবে । (বাকারা-১৮৩) ; এ কারণেই আল্লাহ্‌র রসূল (সা) ইরশাদ 
করেছেন 8 ৭. ৮৯.০|। (সিয়াম ঢালস্বরূপ)। এজন্যই বিবাহের সামর্থ 
নেই অথচ কামশক্তি প্রবল, এমন ব্যক্তিদের সিয়াম সাধনার নির্দেশ দেওয়া 
হয়েছে । মোটকথা, সিয়ামের কল্যাণ ও উপকারিতা এত স্পষ্ট ও অবধারিত 
যে, মানুষের সুস্থ বুদ্ধি সহজেই তা উপলব্ধি করতে পারে। জাগ্রত অনুভূতি 
অনায়াসেই তা অনুভব করতে পারে। তাই বান্দাদের জন্য রহমত ও 
অনুগ্রহরূপে এবং দেহ ও আত্মার জন্য ঢাল ও রক্ষাকবচ হিসেবে সিয়ামের 
বিধান আল্লাহ পাক ফরয করেছেন। এ ক্ষেত্রে রসূল সাল্লাল্লাহু ‘আলায়হি 
ওয়া সাল্লামের কর্মপন্থাই ছিল সর্বোত্তম ও পূর্ণাঙ্গ । কেননা আমাদের দিক 
থেকে তা হলো সবচেয়ে সহজ ও স্বভাব অনুকূল, আবার উদ্দেশ্য হাসিলের 
দিক থেকে সবচেয়ে কার্যকর ও সফল । মানুষের পক্ষে তার অভ্যস্ত ও প্রিয় 
বিষয়গুলো বর্জন করা যেহেতু কষ্টসাধ্য ও সময়-সাপেক্ষ বিষয়, সেহেতু 
সিয়ামের বিধান ফরয করার ক্ষেত্রে তাড়াহুড়া করা হয়নি; বরং হিজরতের 
পরে ইসলামের মধ্যবয়সে তা ফরয করা হয়েছে। মুসলমানদের স্বভাব ও 
তবিয়ত ইতিমধ্যে তাওহীদ ও সালাতসহ বিভিন্ন আহকামে অভ্যস্ত হয়ে 
গিয়েছিল। সিয়াম ফরয হয়েছিল দ্বিতীয় হিজরীতে | সুতরাং রসূল (স.) 
জীবনে একে একে নয়টি রমযানের সিয়াম পালন করেছেন । সিয়াম ফরয 
করার ক্ষেত্রে অত্যন্ত প্রজ্ঞাসম্পন্ন পর্যায়ক্রমের প্রতি লক্ষ্য রাখা হয়েছ 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ৩৫১ 


প্রথমে মুসলমানদের সিয়াম পালন কিংবা 'ফিদয়া'৯ আদায় করার এখতিয়ার 
ছিল। পরবর্তীতে এ ব্যবস্থা রহিত করে সিয়াম বাধ্যতামূলক করে দেওয়া 
হয়। তবে সিয়াম পালনে অক্ষম বৃদ্ধদের ক্ষেত্রে ফিদয়া প্রদানের অবকাশ 
এখানো আছে। (বিস্তারিত বিবরণ ফিকহ বিষয়ক গ্রন্থ্সমূহে দেখুন) অসুস্থ 
ও মুসাফিরকে রমযানের পরিবর্তে পরে কাযা করার অনুমতি দেওয়া 
হয়েছে। গর্ভবতী ও দুগ্ধবতী মহিলাদের ক্ষেত্রেও গর্ভস্থিত সন্তানের কিংবা 
দুপ্ধপোষ্য শিশুর প্রাণের আশংকা দেখা দিলে সিয়াম স্থগিত রাখার অনুমতি 
রয়েছে। 


হজ্জ অধ্যায় হলো কিতাবের সর্বাধিক আলোড়ন সৃষ্টিকারী অংশ । এ অধ্যায়ে 
গ্রন্থকার সুগভীর জ্ঞান ও প্রজ্ঞা এবং বিস্ময়কর দৃূরদৃষ্টি ও প্রত্যুৎপন্নমতিত্রে সুস্পষ্ট 
সাক্ষর রেখেছেন। হজ্জ মাসায়েল এবং রসূল সাল্লাল্লাহু ‘আলায়হি ওয়া সাল্লামের 
বিদায় হজ্জ সম্পর্কে এমন সারগর্ভ, তথ্যবহুল, তাত্ত্বিক ও বিস্তৃত আলোচনা আর 
কোন কিতাবে এই অধমের চোখে পড়েনি । গোটা হজ্জ অধ্যায়টি মিসরী 
সংস্করণের ১৮০ পৃষ্ঠা থেকে ৩৪৯ মোট ১৬৯ পৃষ্ঠা পর্যন্ত বিস্তৃত। 


বিদায়ের হজ্জের বিবরণ দিতে গিয়ে মদীনার যাত্রা থেকে শুরু করে ফিরে 
আসা পর্যন্ত দীর্ঘ সফরের ধারাবাহিক ঘটনা এমন সুন্দরভাবে তিনি তুলে ধরেছেন 
যে, পাঠকের সামনে এই মুবারক সফরের একটা পূর্ণাঙ্গ ও জীবন্ত ছবি ফুটে 
ওঠে । সত্যি বলতে কি, আলোচ্য অধ্যায়টি হজ্জ সংক্রান্ত গোটা হাদীস ভাণ্ডারের 
সার-নির্ধাস এবং বিভিন্ন খুঁটিনাটি বিষয়ের এক সুন্দরতম সংগ্রহ হয়ে উঠেছে ।২ 
হজ্জের মত বিরোধপূর্ণ বহু মাসায়েল সম্পর্কেও তিনি পর্যাপ্ত আলোকপাত 
করেছেন এবং হাদীস ভিত্তিক স্বাধীন ইজতিহাদ প্রয়োগ করে নিজস্ব সিদ্ধান্তে 
উপনীত হয়েছেন । এ ক্ষেত্রে তাকে বিশেষ কোন ফিকহী মাযহাবের অনুসারী মনে 
হয়নি। যেমন হাম্বলী মাযহাবের মুকাল্লিদ হওয়া সত্তেও অকাট্য যুক্তি ও তথ্যের 
আলোকে তিনি প্রমাণ করেছেন যে, রসূল সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লাম হজ্জে 
“কিরান' করেছেন, 'ইফরাদ বা তামাত্ নয়।৩ এমনকি রসূল (স.)-এর হজ্জে 
কিরান আদায়ের বিবরণ দিতে গিয়ে নেতৃস্থানীয় পূর্বসূরী ও উত্তরসূরী আলিমগণ 
যে সকল ভুল-ভ্রান্তির শিকার হয়েছেন, বস্তনিষ্ঠ তথ্য-প্রমাণের আলোকে সেগুলো 
তিনি চিহ্নিত করেছেন। সাথে সাথে তাদের ভুলের উৎস ও কারণও উল্লেখ 
করেছেন 18 
১. অক্ষম ব্যক্তিদের প্রতিদিনের সিয়ামের পরিবর্তে একজন মিসকীনকে আহার করানো । 
২. যাদু'ল-মা'আদ, ১ম খণ্ড, পৃ. ২২৬-২৪৬। 
৩. এঁ. পৃ. ১৮৫-১৯০ 
৩. এ. পূ. ১৮৫-১৯০ 


www.almodina.com 


৩৫২ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 


এ প্রসঙ্গে তাবি'ঈগণের কাতারে হযরত তাউস, পরবর্তী পূর্বসূরীদের 
কাতারে আল্লামা তাবারী এবং উত্তরসূরী ইমামদের কাতারে কাযী 'ইয়ায ও 
আল্লামা ইবনে হাযমের মত পথিকৃত ও দিকপাল ব্যক্তিবর্গের ভুল-্রান্তি তুলে 
ধরতেও তিনি পিছ-পা হন নি।৯ এখানে তার জ্ঞানের পরিপন্ধতা, মর্যাদা ও 
গুরুত্ব এবং গ্রন্থকারের ইমামত ও বৈদগ্ধ প্রমাণের জন্য হজ্জ অধ্যায়টিই যথেষ্ট ৷ 


স্বীয় উস্তাদ ইমাম ইবনে তায়ামিয়া (র)-র রুচি ও স্বভাবের প্রভাবে এবং 
নিজস্ব বৈদগ্ধ ও দূরদৃষ্টির তাকীদে স্থানে স্থানে তিনি আকায়িদ ও কালাম শাস্ত্রীয় 
আলোচনার স্বচ্ছন্দ অবতারণা করেছেন এবং শরীয়তের রূহ ও প্রাণ তুলে ধরার 
সার্থক প্রয়াস চালিয়েছেন । এ প্রসঙ্গে তাওয়াক্কুলের হাকীকত ও আসবাব গ্রহণের 
বৈধতা সম্পর্কে যে গবেষণাধর্মী ও তথ্যবহুল আলোচনা তিনি পেশ করেছেন এক 
কথায় তা অনবদ্য ও উপভোগ্য ।২ 


রসূল সাল্লাল্লাহু ‘আলায়হি ওয়া সালামের গাযওয়া যুদ্ধসমূহের বিবরণ শুরু 
করার পূর্বে রীতিমাফিক জিহাদের হাকীকত ও তাৎপর্য এবং এর স্তর ও পর্যায় 
সম্পর্কে তথ্য ও তত্বপূর্ণ বক্তব্যের অবতারণা করেছেন।৩ অতঃপর ইসলামী 
দাওয়াতের সূচনা, মক্কার ঘটনাপ্রবাহ, মদীনায় হিজরত, জিহাদের ফরয বিধান 
অবতরণ, মালে গনীমত বন্টন, সন্ধি ও নিরাপত্তা, জিযয়া কর এবং আহলে 
কিতাব ও মুনাফিকদের সাথে আচরণ ইত্যাদির আহকাম ও বিধান বিস্তারিতভাবে 
লিখেছেন।৪ জিহাদ ফরয হওয়ার হিকমত ও তাৎপর্য বর্ণনা প্রসঙ্গে তিনি 
জান্নাতের হাকীকত এবং জান্নাতের অফুরন্ত নিয়ামতের তুলনায় মানুষের জান ও 
মাল যে কত তুচ্ছ ও নগণ্য- তাও তুলে ধরেছেন বেশ ঈমান উদ্দীপক ভাষায় । 
এখানে এসে তার ঈমানী তেজ ও লেখনী শক্তি উভয়ের সার্থক সমন্বয় ঘটেছে 
বলে মনে হয়। তিনি লিখেছেন £ 


মানুষ তার জান-মালকে জানমালের মালিকের রাস্তায় ব্যয় করবে, এটাই 
হলো প্রেম ও মুহব্বত এবং জান্নাত ও তার অফুরন্ত নিয়ামতের দাবী । 
কেননা মু'মিমের জান-মাল তিনি খরিদ করে নিয়েছেন । কোন ভীরু 
অপদার্থের ও শূণ্যহস্ত ফকীরের সাধ্য কি এমন পণ্যের দাম হাকে। আল্লাহর 
কসম! এ কোন অচল পণ্য নয় যে, ভীরু, দুর্বল ও ফকীর-মিসকীন এর 
দরাদরি করতে পারে এবং এ পণ্যের বাজার এত মন্দা নয় যে, অভাবী 
নাখাস্তা লোকও তা করযরূপে চাওয়ার সাহস করতে পারে । এ পণ্য তো 

১. যাদু'ল-মা'আদ, ১ম খণ্ড, পূ. ২৪৯-২৫১ ৷ 

২. এ পৃ. ২৬৪-২৬৬ ৷ 

৩. এ পৃ. ২৯১-২৯৪ ৷ 

8. এ. প. ২৯৫-৩৩২ 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ৩৫৩ 


জহুরী ও সমঝদারদের বাজারে বিক্রির জন্য ছাড়া হয়েছে । জান্নাতের 
মালিক তো জানের চেয়ে কম মূল্যে তার পণ্য বেচতে রাষী নন। ভীরু 
অপদার্থের দল তো মূল্য শুনেই পিছিয়ে এসেছে। আর প্রেমিক মজনূর দল 
হুড়োহুড়ি করে এগিয়ে গেছে জানের বাজি লাগাতে যে, মালিক দয়া করে 
তার জানটা যদি জান্নাতের মূল্যরূপে কবুল করেন। শেষ পর্যন্ত এ মহাপণ্য 
সেই পৃণ্যাত্বাদের হাতে চলে গেল যারা মু'মিন ভাইদের প্রতি ছিলেন সদয় 
ও বিনম্র, কিন্তু কাফিরদের বেলায় ছিলেন বজ্র কঠোর । “ইশক ও প্রেমের 
দাবীদারদের সংখ্যা যখন বেড়ে গেল তখন তাদের কাছে দাবীর সত্যতার 
প্রমাণ তলব করা হলো । কেননা বিনা প্রমাণে সবার দাবী স্বীকার করে নিলে 
আশিক মজনূ আর ভণ্ড মজনুর মাঝে পার্থক্য করার কোন উপায় থাকবে 
না। দাবীদাররা হর কিসিমের প্রমাণ পেশ করল কিন্তু তাদের বলা হলো 
বাছাই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ছাড়া তোমাদের দাবী গৃহীত হবে না। 
US ASU 4111 ১৬৯০৩ IS ৩। এ৩ 
আপনি বলে দিন, আল্লাহকে সত্যই যদি তোমরা ভালোবাস তাহলে আমার 
অনুসরণ কর। আল্লাহ্‌ তোমাদের ভালোবাসবেন। 
এ কঠিন পরীক্ষার কথা শুনে সবাই পিছিয়ে গেল। কাজে-কর্মে, আচরণে, 
অভ্যাসে ও চরিত্রে তথা জীবনের সর্বক্ষেত্রে যারা রসূল (সা)-এর সত্যিকার 
অনুসারী ছিলেন তারাই শুধু নিজেদের দাবীতে অটল থাকলেন । অতঃপর 
চূড়ান্ত পরীক্ষার মানদণ্ড ঘোষণা করে ইরশাদ হলো £ 
-১১ ২১১1 ৩১০৯১ 33 Ul Ls 
“আল্লাহ্‌র পথে তারা জিহাদ করে এবং নিন্দুকের নিন্দা বা সমালোচনার 
মোটেই পরওয়া করে না।” এবার কিন্তু প্রেম ও মুহব্বতের অধিকাংশ 
দাবীদার কেটে পড়ল । মুজাহিদরাই শুধু টিকে রইল । তখন তাদের লক্ষ্য 
করে বলা হল, এখন থেকে আশিক ও প্রেমিকদের জান-মালে তাদের 
মালিকানা নেই। সুতরাং যে পণ্যের সওদা হয়ে গেছে তা প্রকৃত মালিককে 
বুঝিয়ে দাও। 
Hub ১+1৬513 ৬৮৮০1 পানী] ৩৮ ৬৪০৪৪ lS 
“all 
নিঃসন্দেহে আল্লাহ, মু'মিনদের নিকট থেকে তাদের জান-মাল খরিদ করে 
নিয়েছেন এই শর্তে যে, তাদেরকে জান্নাত দেওয়া হবে। 
বিক্রয় চুক্তি হয়ে যাওয়ার পর বিক্রেতা ও ক্রেতার কর্তব্য হল পণ্য বুঝিয়ে 
দেওয়া এবং মূল্য পরিশোধ করা । ব্যবসায়ীরা যখন ক্রেতার মর্যাদা, দয়া, 
মহিমা. ক্ষমতার সর্বব্যাপকতা প্রতাক্ষ করল এবং মলারপে প্রাপ্তব্য চিরস্থায়ী 
সাধক (২য়)-২৩ 


www.almodina.com 


৩৫৪ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 
জান্নাতের অফুরন্ত নিয়ামত সম্পর্কে অবগত হলো তখন তাদের বুঝতে বাকি 
রইল না যে, জানমালের এ সওদাবাজিতে তারা দারুণ জেতা জিতেছে। 
এখন ক্ষণস্থায়ী জীবনের মোহে পড়ে এ বিক্রয় চুক্তি প্রত্যাহার করা হবে 
সীমাহীন বোকামী ও নির্বৃদ্ধিতার পরিচায়ক । তাই তারা খরিদদারের 
প্রতিনিধির হাতে সানন্দে ও স্বতঃস্কৃর্তভাবে নিজেদের সমস্ত ইচ্ছা ও 
এখতিয়ার বিলুপ্ত করে বায়আতে রিযওয়ানে শরীক হলো । নবীর হাতে হাত 
রেখে তারা শপথ করল-এ মূল্য কখনো আমরা ফেরত নেব না এবং বিক্রয় 
চুক্তি প্রত্যাহারেরও আবেদন জানাব না। মোটকথা, ক্রয়-বিক্রয় চুক্তি পূর্ণাঙ্গ 
হয়ে গেছে এবং তারা তাদের সব কিছু সোপর্দ করে দিয়েছে তখন তাদের 
বলা হল-তোমাদের জীবন ও সম্পদ এখন থেকে আমার হয়ে গেছে এবং 
এখন তা কয়েকগুণ বৃদ্ধি করে আমি তোমাদের ফিরিয়ে দিচ্ছি। 
sal ১2051১14411 5 15155 ০৪১) ৯৮৯৩ ২৩ 
ডি 
“আল্লাহর রাস্তায় যারা নিহত হয়েছে তাদের মৃত মনে কর না। আপন 
প্রতিপালকের কাছে তারা জীবিত, তাদের রিযিক প্রদান করা হয়।” লাভের 
লোভে আমি তোমাদের জান-মাল দাবী করিনি । আমি শুধু আমার দান ও 
দয়ার প্রকাশ ঘটাতে চেয়েছি। দেখছ না, কেমন তুচ্ছ ও নগণ্য জিনিস নিয়ে 
কী বিরাট ও অফুরন্ত মূল্য তোমাদের হাতে তুলে দিলাম! তদুপরি 
তোমাদের জান-মাল তোমাদের জন্যই আমি সঞ্চিত করে রেখেছি । এখানে 
হযরত জাবির (রা)-এর ঘটনা স্মরণ করুন । রসূল সাল্লাল্লাহু ‘আলায়হি ওয়া 
সাল্লাম তার কাছ থেকে একটি উট খরিদ করলেন। তদুপরি বিক্রিত উট 
ফেরতও দিলেন। তাঁর পিতা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন। আল্লাহ্‌ পাক 
তার পিতার সাথেও অনুরূপ মু'আমালা করলেন। আল্লাহ্‌ তাকে জীবিত 
করে আবরণ সরিয়ে সরাসরি কালাম করলেন, হে আমার বান্দা! কী চাওয়ার 
আছে তোমার, বলো। মানুষ তার ক্ষুদ্র অনুভূতি ও উপলব্ধি দ্বারা আল্লাহ্‌র 
দয়া ও করুণা এবং দান ও ইহসানের কতটুকুই বা অনুভব করতে পারে? এ 
জান-মাল আল্লাহই তো দিয়েছেন। বিক্রয় চুক্তি সম্পাদনের তাওফীকও 
তিনিই দিয়েছেন। যাবতীয় দোষ ও খুঁত সত্তেও দয়া করে সে মাল কবুল 
করেছেন এবং বান্দার হাতে কল্পনাতীত মূল্য তুলে দিয়েছেন। নিজের দেওয়া 
মাল দিয়েই নিজের বান্দাকে খরিদ করেছেন। তদুপরি বান্দার তিনি প্রশংসা 
করেছেন, অথচ তার দেয়া তাওফীক ছাড়া বান্দার পক্ষে এ বিরাট সওদা 
করা সম্ভব ছিল না। আল্লাহ্‌র পথে আহবানকারী রসূল (স) সাহসী ও 
আত্মসম্মানবোধসম্পন্নদের আল্লাহ্‌র ও জান্নাতের দিকে ডাকলেন । ঈমানের 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ৩৫৫ 
নকীব বিবেকসম্পন্নদের আহ্বান শোনালেন । ফলে জান্নাতের আশায় 
আল্লাহর সন্তুষ্টি অনুসন্ধানকারী যাত্রী দলের মাঝে মহাযাত্রার এক অভূতপূর্ব 
কোলাহল জেগে উঠল এবং আশা-প্রত্যাশার স্বর্ণতোরণ পেরিয়ে মনযিলে 
মকসৃদে পৌছার পূর্ব পর্যন্ত কারো মনেই যেন স্বস্তি নেই। আছে শুধু ব্যাকুল 
প্রতীক্ষার আনন্দ-বেদনা ।১ 
অতঃপর হাফিজ ইবনু'ল-কায়্যিম রসূল সাল্লাল্লাহু “আলায়হি ওয়াসাল্লামের 
গাযওয়া, প্রতিনিধি প্রেরণ ও অন্যান্য ঘটনার ধারাবাহিক ও বিস্তারিত বিবরণ 
তুলে ধরেছেন। হাদীছ ও সীরাত উভয় শান্ত্রেই তার সুগভীর ও সুতীক্ষ নজরে 
ছিল। এতিহাসিক ও সমালোচক হওয়ার পাশাপাশি তিনি ছিলেন একজন 
যুগ-অনন্য মুহাদ্দিছ। তাই আলোচ্য গ্রন্থের এ অংশটি অন্যান্য সীরাত গ্রন্থের 
তুলনায় অধিকতর মূল্যবান, সারগর্ভ ও তথ্যনির্ভর হয়েছে। মতানৈক্যপূর্ণ বিষয়ে 
তার সিদ্ধান্তই হবে চূড়ান্ত । গাযওয়া ও ঘটনাবলীর ধারা বর্ণনার ফাকে ফাকে 
তিনি তার স্বভাবসুলভ ভঙ্গিতে বিভিন্ন আয়াতের তাফসীর ও সূক্ষ্ম তত্বসমৃহও 
পেশ করেছেন উদারতার সাথে ।২ গাযওয়াসমূহের আলোচনায় তার অনুসৃত রীতি 
এই যে. প্রতিটি গাযওয়ার পর তিনি ফিকহসংক্রান্ত একটি পরিচ্ছেদ লিখেছেন 
এবং সংশ্লিষ্ট ঘটনা থেকে সম্ভাব্য যাবতীয় ফিকহী মাসায়েল আহরণপূর্বক 
সবিস্তারে তা বর্ণনা করেছেন । যেমন খয়বর, মক্কা, হুনায়ন ও আওতাস বিজয়ের 
ঘটনা বর্ণনার পর যথাক্রমে £ 
BLA ৮৬ ad - LAT ১৮5৯১। ৩০ ১১১৯ 5৩১০ ভা ISL 
Il ৮11 ad 8১৮৮৮1113 CLA ১০ 5৬১৯]। ১৬৬ ৩৯৮০ dl 
-2০৫৬|।5৫5। 5 TALL ০15৮ 3০ 559811১১৬০৩ 

শিরোনামে সংশ্লিষ্ট ঘটনা থেকে আহরিত ফিকহী মাসায়েলগুলো গ্রন্থবদ্ধ 
করেছেন । প্রতিটি পরিচ্ছেদেই ফিকহশাস্ত্রের অত্যন্ত মূল্যবান তথ্য ও মসলা- 
মাসায়েল পরিবেশিত হয়েছে। 

গাযওয়া বর্ণনায় পূর্ববর্তী সীরাত বিশারদদের তথ্য ও গবেষণা দ্বারা তিনি 
উপকৃত হয়েছেন সত্য, তবে তা অনুকরণসর্বস্ব নয়। কোন কোন ক্ষেত্রে তিনি 
পূর্ববতীদের সর্বস্বীকৃত মতামত সম্পর্কেও প্রশ্ন তুলে নিজস্ব অধ্যয়ন ও প্রজ্ঞার 
ফসল পেশ করেছেন । বর্ণনা মুতাবিক সাধারণভাবে এটাই ধারণা করা হয় যে, 
মদীনার আনসারী কিশোরীদের নিম্নোক্ত স্বাগত সঙ্গীতটি, 

€1১511 ০০১১১ ৩ Gale jadi lb 

১. যাদু'ল-মা'আদ. পূ. ৩১১-৩১২ ৷ 
২. যাদু'ল-মা'আদ,. পূ. ৩৫২ 


www.almodina.com 


৩৫৬ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 
€1১ 444 ৮5১৮৪ ০ ১৩০১। ৯৯৩ 
tll ১১১০ ১১ ১৯৯২) ll 
হিজরত কালে রসূল সাল্লাল্লাহু “আলায়হি ওয়া সাল্লামের মদীনায় শুভাগমন 
উপলক্ষে গীত হয়েছিল । কিন্তু হাফেজ ইবনু'ল-কায়্যিম এ ধারণার সাথে ভিন্নমত 
পোষণ করে বলেন যে, সঙ্গীতটি আসলে (মদীনা শরীফ থেকে সিরিয়ার দিকে 
অবস্থিত) তাবুক থেকে ফেরার সময় রসূলুল্লাহ (স)-কে স্বাগত জানিয়ে গীত 
হয়েছিল । তিনি লিখেছেন ঃ 
«০১৪০ ৬১০ 113 SS Sl 0১৪33 la ৮৯14১513১11 ১৯৮৩ 
৩১ ৬৮৯ ৮০০1 61১11 ৮৮১৮০ ৩৮৬ ১৯৮৪ 5 ৯3 iS ৮১ 551 
|| 3। UE ৯:১১ Call ৮1। ২5০ ১০ 6১511 ৮৯1১৪ ১ LA ২৮৯৪০ 
- ₹৮44। dle 
ভূল ধারণার শিকার হয়ে কতিপয় বর্ণনাকারী বলেন যে, আলোচ্য গীতটি 
মক্কা থেকে মদীনায় হিজরতকালে গাওয়া হয়েছিল। এটা পরিষ্কার ভুল। 
কেননা £€1১৬]। হচ্ছে সিরিয়ার দিকে অবস্থিত। মক্কা থেকে আগত 
কাফেলার সামনে তা পড়তে পারে না। সিরিয়া অভিমুখী না হলে তা সামনে 
পড়ার কথা নয়।৯ 


গাযওয়া তাবৃক বর্ণনার পরও তিনি যথারীতি বিস্তারিতভাবে সংশ্লিষ্ট ফিকহী 
মাসায়েল গ্রন্থবদ্ধ করেছেন। তাতে বেশ কিছু সূক্ষ্ম ইজতিহাদ এবং গুরুত্বপূর্ণ 
সামাজিক ও নাগরিক বিষয়ও স্থান পেয়েছে। গাযওয়ার আলোচনা শেষে দরবারে 
রিসালাতে বিভিন্ন আরব প্রতিনিধি দলের আগমন২ এবং দরবারে রিসালাত থেকে 
বিভিন্ন সম্রাট ও শাসকদের নামে চিঠি ও প্রতিনিধি দল প্রেরণের বিস্তারিত 
বিবরণও ইবনু'ল-ক্যায়িম তুলে ধরেছেন।৩ 

দ্বিতীয় খণ্ডের বিরাট অংশ জুড়ে রয়েছে নববী চিকিৎসা প্রসংগ অর্থাৎ বিভিন্ন 
সময়ে বিভিন্ন জনকে রসূল সাল্লাল্লাহু “আলায়হি ওয়া সাল্লাম যে চিকিৎসা ও 
ব্যবস্থা-পত্র দিয়েছেন সেগুলোর বিস্তারিত আলোচনা । এ প্রসঙ্গে তিনি 
চিকিৎসাশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে নববী চিকিৎসার রহস্য, তাৎপর্য ও উপযোগিতা 
তুলে ধরেছেন । অবশ্য ফাকে ফাকে ফিকহ ও হাদীস সংক্রান্ত আলোচনাও রয়েছে 
১. যাদু'ল-মা*আদ, পৃ. ৪৬৬ ; 
২. এ, পৃ. ৪৬৯-৪৮২; 
৩. এ. পূ. ৪৮৩-৫১৮: 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ৩৫৭ 


যথারীতি ।১ কঠোর পরিশ্রম ও সাধনার মাধ্যমে ইবনু'ল-কায়্যিম যে মুল্যবান 
কাজটি করেছেন তা এই যে, বর্ণানুক্রমানুসারে এ সকল ওঁষধ ও উপকরণের নাম 
তিনি সংগ্রহ করেছেন যা বিশুদ্ধ, দুর্বল কিংবা অন্তত কোন জাল হাদীসে বর্ণিত 
হয়েছে । অতঃপর চিকিৎসাশাস্ত্রের আলোকে গবেষণাধর্মী বিশ্লেষণের ম্যধমে 
সেগুলোর চিকিৎসা গুণাগুণও তুলে ধরেছেন একজন সর্বদর্শী চিকিৎসা বিজ্ঞানীর 
মত।২ নববী চিকিৎসা অধ্যায়ে দেহজ রোগ ও চিকিৎসার পাশাপাশি কলব ও 
আত্মার ব্যাধি ও চিকিৎসা প্রসঙ্গ তিনি টেনেছেন এবং ‘ইশৃক ও প্রেমজাত ব্যাধি, 
“ইশ্ক ও মুহববতের হাকীকত ও প্রকৃতি, কারণ ও প্রকার এবং প্রেমজাত ব্যাধি 
ও চিকিৎসা সম্পর্কে এমন সারগর্ভ, তত্তপূর্ণ ও বিশ্লেষণধর্মী আলোচনা পেশ 
করেছেন যা মানব স্বভাব ও মনস্তত্ব সম্পর্কে তার সুগভীর জ্ঞান ও বিস্তৃত 
পড়াশোনার কথা যেমন প্রমাণ করে, তেমন জীবন ও জীবন-সমস্যা এবং 
হৃদয়ঘটিত ব্যাধি সম্পর্কে তার জ্ঞানের উজ্জ্বল স্বাক্ষর বহন করে ।৩ 

নববী চিকিৎসার প্রকৃতি অবশ্য সেটাই যা শাহ ওয়ালিয়্যুন্লাহ্‌ (র) লিখেছেন। 
অর্থাৎ এ চিকিৎসা ওয়াহী ও শরীয়ত নির্ভর নয় ; বরং নিজস্ব চিকিৎসা জ্ঞান এবং 
আরবদের অভ্যাস ও অভিজ্ঞতা-নির্ভর।৪ তবু রসূল (স) এর প্রতিটি বাণী ও 
নির্দেশের ওপর যারা ভক্তি, ভালোবাসা, বিশ্বাস ও নির্ভরতার সাথে আমল করতে 
অভ্যন্ত-তাদের জন্য হাফিজ ইবনু'ল কায়্যিমের "যাদু'ল-মাআদ' সত্যি এক মহা 
মূল্যবান তথ্য-ভাণ্ডার । 

আলোচনা অধ্যায় শেষ করে হাফিজ সাহেব দরবারে রিসালতের বিচার ও 
ফয়সালা-সংক্রান্ত আলোচনা শুরু করেছেন এবং অভ্যাস মাফিক এ অধ্যায়েও 
ফিকহ ও মু*আমালা সংক্রান্ত তত্ব, তথ্য ও মাসায়েলের এক বিশাল ও মূল্যবান 
ভাণ্ডার গড়ে তুলেছেন। এভাবে উম্মাহকে এমন এক বহুমুখী গ্রন্থ তিনি উপহার 
দিয়েছেন যাতে ফিকহ, হাদীস, তাফসীর থেকে শুরু করে সীরাত, ইতিহাস ও 
কালামশান্ত্রের গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় আলোচনাগুলো আমাদের জন্য সহজলভ্য 
হয়ে উঠেছে। 

আলোচ্য গ্রন্থের একমাত্র সমালোচনার দিক এই যে, তাতে প্রায় সকল 
ইসলামী শাস্ত্র মিলেমিশে একাকার হয়ে গেছে। ফলে প্রয়োজনীয় বিষয়টি খুঁজে 
পাওয়া হয়ে পড়েছে মহা দুষ্ধর। সম্ভবত আলোচ্য গ্রন্থ রচনার সময় আপন 
শায়খের প্রভাব তার ওপর পূর্ণ মাত্রায় বিদ্যমান ছিল। 
১. যাদু'ল মা'আদ ২য় খণ্ড, পৃ. ২-১৪১ ; 
২. যাদু 'ল-মা'আদ. খ. ২,পৃ. ৮-৬২-১৪১ ; 
৩. এ খ. ২, পৃ. ৯২-৯৭; 
৪. ছজ্জাতুল্লাহি'ল-বালিগা, খ., পৃ. ১০২ (প্রকাশ মিসর)। 
৫. যাদু'ল আ'আদ, ২য় খণ্ড, ১৪২ থেকে শেষ পর্যন্ত ৷ 


www.almodina.com 


৩৫৮ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 

তাই মূল আলোচনার ফাকে দুর্বলতম সূত্র ধরেও প্রসঙ্গ থেকে প্রসঙ্গান্তরে 
তিনি এমন স্বাচ্ছন্দ্যের সাথে ঘুরে বেড়িয়েছেন । প্রতিটি শাস্ত্র সংশ্লিষ্ট আলোচনাকে 
পৃথক পৃথক অধ্যায়ে বিন্যস্ত ও গ্রন্থবদ্ধ করে দিলে তা থেকে উপকৃত হওয়া সহজ 
হতো এবং গ্রন্থটির আকর্ষণও বহুগুণ বেড়ে যেত।৯ তবে উল্লিখিত দুর্বলতা সত্ত্বেও 
এটি ইসলামী জাহানের সেই মহামূল্যবান গ্রন্থগুলোর অন্যতম যা একটি সমৃদ্ধ 
গ্রন্থাগারের সার্থক বিকল্প হতে পারে। “যাদু'ল-মা“আদ' গ্রন্থ সাথে থাকার অর্থ 
হলো জীবন-মৃত্যুর শংকামুক্ত সর্বজ্ঞানবিশারদ একজন “আলিম বন্ধু আপনার 
সাথে রয়েছেন। আল্লাহ্র পথের হাজারো পথিক দীন ও সুন্নতের পথে চলতে 
গিয়ে যাদু'ল-মা'আদ' থেকে আখিরাতের পাথেয় সংগ্রহ করেছেন, আত্মার 
খোরাক হাসিল করেছেন এবং ঈমানের স্বাদ ও লযযত পেয়েছেন। 


ইবনে আবদুল হাদী 


হাদীস শাস্ত্রে বিস্ময়কর প্রতিভার অধিকারী এবং দীনের প্রচার ও সংস্কার 
কাজে ইমাম ইবনে তায়মিয়া (র)-র জীবন উৎসর্গকারী ছাত্রদের মাঝে 
ইবনু'ল-কায়্যিমের পর ইবনে আবদুল হাদী, ইবনে কাছীর ও ইবনে রজবের নাম 
বিশেষভাবে উল্লেখযোগ্য । 

মাত্র চল্লিশ বছর বয়সে মৃত্যু বরণকারী “আল্লামা ইবনুল আবদুল হাদীর 
নিঃসন্দেহে তিনি শীর্ষস্থানীয় আলিমদের একজন হতে পারতেন । এমনকি বড় 
বড়দের ছাড়িয়ে যাওয়াও তীর পক্ষে কষ্টকর হতো না। আল্লামা সাফাদীর মন্তব্য 
হলো, £31 ১৮৫] ১১৮৯] বেঁচে থাকলে তার ব্যক্তিত্ব হতো যুগ-অনন্য।' গ্রন্থে 
আল্লামা যাহবী মন্তব্য করেছেন $ 

- 4১০ ০৬০৭1 ASU 

তিনি বিজ্ঞ ফিকহবিদ, যোগ্য কারী, মুহাদ্দিছ, হাফেজ, ব্যাকরণবিদ এবং 

বিভিন্ন শান্ত্রবিশারদ ছিলেন । আমার কাছ থেকে তিনি হাদীস শুনেছেন এবং 

লিখেছেন। আমিও তার কাছ থেকে উপকৃত হয়েছি।২ 
১. ৪৭ সনে মদীনা শরীফে অবস্থানকালে এ।১1| ১১২ নামে এ দুরূহ কাজটি আমি শুরু 


করেছিলাম । কিন্তু দুঃখের বিষয় তা অসম্পূর্ণ রয়ে গেছে। 
২. আদ্দুরারঃ' ল-কামিলাহ, খ, ৩, পৃ ৩২২ 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ৩৫৯ 


যুগশ্রেষ্ঠ আল্লামা আবুল হাজ্জাজ আল-মিয্যী তাঁর বিরল প্রতিভার স্বীকৃতি 
দিয়েছেন এভাবে £ 


Laois ill 
যখনই তার সাথে সাক্ষাৎ হয়েছে তখনই কোন -না-কোন বিষয়ে উপকৃত 
হয়েছি ।” 

আল্লামা সাফাদী বলেন $ 
১৯১০১ ২2০১০ ০153 Ll ০৮১৬০ ০০ 4240 4598115158৫ 
১৫) 
তার সাথে আমার দেখা হলে আরবী ভাষা ও সাহিত্য প্রসঙ্গে বিভিন্ন বিষয় 
জিজ্ঞাসা করতাম তখন তীর মুখ থেকে যেন ঢল নামত ।২ 
ইতিহাস ও তাফসীরবিশারদ আল্লামা ইবনে কাছীর তার কথা লিখেছেন 
এভাবে ঃ 
৬৯ ৩৪০৩ 02911 ৮১৬1) Gl ২৮০7512101৩ ৫৯৯ 
০/৬৬০৪।৬ ১৬৯৬১) ১48৪15182১-০4415 sadly ssl 
০৮5৬ ০১:১৪ ৯১১৬০ ৬105113৮০৮১ 413 51১8113 ly 
5১৬০1১০১৯৮১ le ৬০৭৯) ৩১৮৬ JOA ০৮০০১ 1৩৯ 0৮৯৯ 
SMAI rae 5১৫11 ১০৯ 41 54811 ০০৯ Sill Jos ae 
whe Ima Lilly 05411 Lily AL Ti yb ৬1০ iia 
540১5841418 
জ্ঞান ও ‘ইলমের জগতে যে উচ্চ মর্যাদা তিনি লাভ করেছিলেন তা বয়োবৃদ্ধ 
ও বড় বড় আলিমদের পক্ষেও সাধারণত সম্ভব হয় না। হাদীস, ব্যাকরণ, 
ফিকহ, তাফসীর, ফিকহ ও হাদীসের উসুল শান্ত্র, ইতিহাস, কিরাত শাস্ত্রসহ 
সকল শাস্ত্রেই অসাধারণ ব্যুৎপত্তি অর্জন করেছিলেন । বেশ কিছু মূল্যবান 
রচনা ও সঞ্চয়ন তিনি রেখে গেছেন । রিজাল শান্তর ও হাদীসের সনদ তার 
মুখস্থ ছিল। এ বিষয়ে তিনি ছিলেন এক অসাধারণ হাফিজ । হাদীস ও 
সনদের বিচার-বিশ্বেষণ শান্ত্রেও তার ভালো দখল ছিল। সনদ ও 
রেওয়ায়েতের দোষ ও খুঁত নির্ণয়ে বিশেষ পারদর্শী ছিলেন । আলিমগণের 


১. আদ্দুরারুল কামিবাহ, খ. ৩, পৃ. ৩৩২। 
২.এ। 


www.almodina.com 


৩৬০ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 
সাথে আলোচনার মজলিসে অত্যন্ত সপ্রতিভ ছিলেন । তার চিন্তা ছিল স্বচ্ছ। 


সালাফ তথা পূর্বসূরীদের পথে ও মতে অবিচল ছিলেন। কুরআন-সুন্নাহ 
কঠোর অনুসারী ছিলেন৷ ভালো কর্মে ও নেক কাজে নিষ্ঠাবান ছিলেন।১ 


সংক্ষিপ্ত বৃত্তান্ত 

নাম শামসুদ্দীন মুহাম্মদ, উপাধি আল-“ইমাদ, উপনাম আবূ আবদুল্লাহ ও 
আবুল আব্বাস । তবে ইবনে আবদুল হাদী নামেই তিনি প্রসিদ্ধ । বংশসূত্র এরূপঃ 
মুহাম্মদ ইবন আহমদ ইবন আবদুল হাদী ইবন আবদুল হামীদ ইবন আবদুল হাদী 
ইবন ইউসুফ ইবন মুহাম্মদ ঘিন কুদামা। পরিবারটি তাদের মূল আবাসভূমি 
বায়তুল মুকাদ্দাস থেকে দামিশকে চলে আসে এবং সালেহিয়্যা মহল্লায় বসবাস 
শুরু করে। সেখানে ৭০৪ হিজরীতে ইবনে আবদুল হাদী জন্মগ্রহণ করেন। 
বিভিন্ন রিওয়ায়েতে ইলমু'ল -কিরাত শিক্ষা করেছেন। হাদীসসহ পাঠ্য 
পুস্তকসমূহের শ্রেষ্ঠাংশ পড়েছেন কাধী আবুল ফযল, সুলায়মান ইবনে হামযা, আবু 
বকর ইবন আবদুদ্দাইম, ঈসা ইবন মুত'ইম হাজ্জার, যয়নব বিনতু'ল-কামাল 
প্রমুখের কাছে। হাদীস শান্ত্রের বিভিন্ন শাখার অধ্যয়ন ছিল তার প্রিয় বিষয়। 
রিজাল-শান্ত্র ও সনদ বিশ্লেষণ-শান্ত্রে বিশেষ পারদর্শিতা ও ব্যুৎপত্তি অর্জন 
করেছিলেন । ফিকহের মাযহাব সম্পর্কে তার পরিপক্ক জ্ঞান ছিল। হাদীস ও 
ফিকহ-এর উসূল শাস্ত্রে এবং আরবী ভাষা ও সাহিত্যে যথেষ্ট দখল ছিল। আল্লামা 
ইবনে রজব লিখেছেন, 
Lb iii Las mld ও tl 6333 

-০5১14 md ৬০০। ভাজ 231 

শায়খুল ইসলাম ইবনে তায়মিয়ার সংস্পর্শে তিনি বেশ কিছুদিন ছিলেন এবং 

তার কাছে ইমাম রাষীর | ৯.০ ৮৯ ৩: ১১। এর অংশ-বিশেষ 

পড়েছিলেন। 

ফিকহ শাস্ত্রে তার বিশেষ উত্তাদ ছিলেন শায়খ নজমুদ্দীন হাররানী । সুপ্রসিদ্ধ 
মুহাদ্দিস ও যুগশ্রেষ্ঠ আলিম হাফিয আবুল হাজ্জাজ আল-মিয্যী-এর খিদমতে 
দশ বছর ছিলেন। আল্লামা যাহবীর কাছেও পড়েছেন এবং তিনি রিজাল ও 
সনদ-বিশ্রেষণ শাস্ত্রসহ বিভিন্ন শাস্ত্রে ছাত্রের বিরল প্রতিভার স্বীকৃতি দিয়েছেন 
অকুণ্ঠচিত্তে। আল্লামা হুসায়নীর বর্ণনা মতে দীর্ঘদিন যাবত তিনি সদরিয়া ও 
যিয়াইয়া বিদ্যাঙ্গনে প্রধান অধ্যাপকরূপে অধ্যাপনার দায়িত্ব আঞ্জাম দিয়েছেন ।২ 


১. আল-বিদায়া, খ. ১৪, পূ. ২১০ ৷ 
২. আদ্দুরারু" ল-কামিনাহ, খ. ৩, পৃ ৩২২: 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ৩৬১ 
সমসাময়িক আলিম *আল্লামা ইবনে কাছীর তার মৃত্যু সম্পর্কে লিখেছেন ঃ 
তিন মাসের মত তিনি ফোড়া ও জুরে ভুগেছেন। শেষ দিকে রোগ বেড়ে 
গিয়েছিল এবং প্রচণ্ড দাস্ত শুরু হয়েছিল । অবশেষে ৭৪৪ হিজরী, জুমাদা'ল উলার 
দশ তারিখ রোজ বুধবার আসরের আযানের পূর্বে তিনি ইনতিকাল করেন । ইবনে 
কাছীর বলেন, তার পিতা আমাকে বলেছেন, ইবনে আবদুল হাদীর যবানে শেষ 
কথা ছিল 84111 <0 ৯.৬) ১০৯০ ৩। ১৫১13 4111 3) 411 3 St pil 
১:১+৮১]। ০১ ৬১৪13 219511 ৩০ ৮৬৯। পরের দিন মুজাফ্ফরী 
জামে মসজিদে জানাযা অনুষ্ঠিত হয়। তাতে শহরের কাধযী, বিশিষ্ট আলিম, 
সরকারী কর্মকর্তা ও ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষ জানাযায় স্বতঃক্ষুর্তভাবে অংশ 
গ্রহণ করেছেন। ইবনে কাছীর আরো লিখেছেন ঃ 
- ১৬১১ ০ ৮৫০০ be 4০৮৯ 4০১০০ SS 
তার জানাযায় প্রচণ্ড ভিড় হয়েছিল এবং এক বিশেষ নূর ও দীপ্তি বিরাজ 
করছিল সেখানে । 
তিনি রওযাতে আস-সায়ফ ইবনু'ল-মাজদ-এর পাশে সমাধিস্থ হয়েছেন।১ 


রচনাবলী 

আল্লামা ইবনুল হাদী তার সংক্ষিপ্ত জীবনে বেশ কিছু অমর রচনা-কীর্তি 
রেখে গেছেন২ যা কলেবর ও পৃষ্ঠা সংখ্যার দিক থেকে যেমন তেমনই তথ্য, 
উপাদান ও রচনা শৈলীর দিক থেকেও তা অত্যন্ত গুরুত্বপূর্ণ । এর মধ্যে কয়েকটি 
গ্রন্থ আবার একাধিক খণ্ড বিশিষ্ট | ২1১। ০5,১ 1১১ গ্রন্থে হাফেজ ইবনে 
রজব তার রচনাবলীর যে দীর্ঘ তালিকা দিয়েছেন তা থেকে সর্বাধিক গুরুত্বপূর্ণ 
গ্রন্থগুলোর নাম এখানে পেশ করা হচ্ছে। 

১। ৪১৩|। ১৮৫৯১। (স্যত খণ্ড) ; ২। +1৯১। ৬৬ ১১৯ 3 
৩। 4১৯৯1 ৮৪ all 58054 (দুই খণ্ড) ; 8 | ৪১1] 581৯5 (দুই খণ্ড); 
৫1 ply le 4411 1৮০ pil ৬০ ৯৬০০। ৪০৮৯৭ 5৬) 
DLAI Sl Lal 9530 25531 ১৮৮০ ০১৫৩ ভে (9581 7৭1 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লামের জন্ম সম্পর্কে বিরাট কলেবরের 
একটি গ্রন্থ ;৮। | ৩০ le ২3412(দুই খণ্ড) ; ৮৮1 ২৯১০ 
২2০2০ ০1 ০৪-4। ৬৪ ১৯ sm JES ৮১০৫০ ০১ ৬৪৮৮০ (৫ম 
১. আল-বিদায়া, খ. পৃ. ২১০। 

২. এক্ষেত্রে ভারতবর্ষের সুপ্রসিদ্ধ সর্বজনপ্রিয় আলিম গ্রন্থকার মাওলানা আবদুল হাই লখনতীর নাম 


করা যেতে পারে যিনি মাত্র উনচন্লিশ বছর বয়সে এক বিরাট ও মূল্যবান রচনা ভাণ্ডার রেখে 
গেছেন। 


www.almodina.com 


৩৬২ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 

খণ্ড) ; ১০। ১০! PLY ৬০ ০১০ ১১১৯ (দুই খণ্ড) ; ১১ ১১০ 
sil ৩১৮ ০০ ১২ । 5915 ভাঃ| ৩১৬ ৮১ ৮১৯৮০ ১ ১৩। ৮১৬ 
এ]]৮, ০১১ 511 ; ১৪ | ইমাম যাহবীর রচনাবলীর সমালোচনা ; ১৫। ১১|। 
ssl ৩৮১৯ =! ০ এছাড়াও রয়েছে বিভিন্ন হাদীস সম্পর্কে স্বতন্ত্র 
ব্যাখ্যা-পুস্তিকা এবং বিভিন্ন গ্রন্থের টীকা যেগুলোর তালিকা বেশ দীর্ঘ ৷ রসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লামের যিয়ারত প্রসঙ্গে আল্লামা তাকীউদ্দীন ইবনে 
সুবকী আল্লামা ইবনে তায়মিয়ার মতামত খণ্ডন করে PU ৮৮৪ 
১.১31১১৯ 5305) গ্রন্থ লিখেছিলেন তার জওয়াবে আল্লামা ইবনে আবদুল হাদী 
লিখেছেন < /০ ১১| ৮৯ (5১1 &১৮.০|। নামে সুন্দর ও সারগর্ভ 
সমালোচনা গ্রন্থ যা আল্লামা ইবনে আবদুল হাদীর সুগভীর জ্ঞান ও প্রজ্ঞা এবং 
হাদীস ও রিজাল শাস্ত্রের ওপর তার ব্যাপক অধ্যয়ন ও পড়াশোনার সাক্ষ্যই বহন 
করে। 


ইবনে কাছীর 


নাম ইমাদুদ্দীন ইসমাঈল ইবনে ওমর, উপনাম আবুল ফিদা; তবে ইবনে 
কাছীর নামেই তিনি পরিচিতি লাভ করেছেন। তিনি কয়েস গোত্রের সন্তান, 
সিরিয়ার বুখারা শহরের পার্শ্ববর্তী মাজদাল গ্রামে যেখানে তার আব্বা খতীবের 
দায়িত্ব পালন করছিলেন -৭০১ হিজরীতে জনাগ্রহণ করেন। ৭০৬ হিজরীতে 
পিতার সাথে দামিশকে চলে আসেন । শায়খ বুরহানুদ্দীন আল-ফাযারী প্রমুখের 
কাছে ফিকহ অধ্যয়ন করেন। ইবনে সুওয়ায়দী আবুল কাসিম ইবন আসাকির 
প্রমুখ হাদীস শান্ত্ররিশারদদের কাছে হাদীস শ্রবণ করেন। তবে আল্লামা 
আল-মিয্যীর তিনি বিশেষ ছাত্র ছিলেন। পরে তিনি তার প্রিয় কন্যার পাণিও 
গ্রহণ করেছিলেন । তার কাছ থেকে প্রচুর হাদীস রিওয়ায়েত করেছেন । ফতওয়া, 
অধ্যাপনা, বিতর্ক আলোচনা ছিল তীর প্রিয় বিষয় । ফিকহ, তাফসীর ও আরবী 
ব্যাকরণ শাস্ত্রে বিশেষ দখল ছিল । রিজাল শাস্ত্র এবং সনদ বিশ্লেষণ-শাস্ত্রে গভীর 
জ্ঞানের অধিকারী ছিলেন। উম্মুস সালিহ বিদ্যাঙ্গনে অধ্যাপক ছিলেন । আল্লামা 
যাহবীর ইনতিকালের পরে তানকাধিয়া বিদ্যাঙ্গনেও অধ্যাপনা করেছেন। তার 
সম্পর্কে আল্লামা যাহবীর মন্তব্য হলো £ 
» ৬7১১৮০০০441 4৮৬১ ১০০৬৯ ৬৪৬৯০ ১১০৯৮৯০৩ ৮৪৭ 48৪৬ 
- DAS 


www.almodina.com 


সংঘামী সাধকদের ইতিহাস ৩৬৩ 
তিনি পরিপক্ক ফকীহ, গবেষক, মুহাদ্দিছ, সমালোচক ও তাফসীর বিশারদ । 
তার বেশ কিছু উপকারী রচনা রয়েছে। 
হাফিজ ইবনে হাজার আসকালানী বলেন ঃ 

Ul ৮৯ Sl ৮৪ dallas wy Lai ২। ১5৪ SS 
- 45৮9৬ ১৮১ wlll ৮৬১০৩ 
অত্যন্ত প্রত্যুৎপন্নমতিত্ের অধিকারী ছিলেন। জীবদ্দশায়ই তার রচনাবলী 
বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছিল । এমন কি মৃত্যুর পরও মানুষ সেগুলো থেকে 
উপকার লাভ করেছে। 

শাফি'ঈ মাযহাবের অনুসারী হওয়া সত্তেও শায়খুল ইসলাম ইমাম ইবনে 
তায়মিয়া (র)-র একনিষ্ঠ ভক্ত ছিলেন। তিনি তার জ্ঞান, মর্যাদা ও বৈদগ্ধের 
সশ্রদ্ধ প্রশংসা করতেন । তার সাথে তার ছাত্র সম্পর্কও ছিল। ইবনে হাজার 
বলেনঃ 

- 4৯১১১ ৯১০৪ E> ৩৬৪ ১৮১০ ০) ll 

“ইবনে তায়মিয়া থেকে জ্ঞান অর্জন করেছেন এবং তাকে গভীরভাবে 

ভালবেসেছিলেন।” 

এ ভালবাসার মাশুলও তাকে দিতে হয়েছিল । আল-বিদায়া ওয়ান নিহায়া 
গ্রন্থে ইমাম সাহেবের জীবন-বৃত্তান্ত যতু ও আন্তরিকতার সাথে সবিস্তারে 
লিখেছেন এবং সর্বশক্তি দিয়ে তার পক্ষ সমর্থন করেছেন । ইমাম ইবনে তায়মিয়া 
(র)-র জীবন-বৃত্তান্তের অধিকাংশ বিষয় আল-বিদায়া থেকেই আমরা নিয়েছি। 
তাঁর গুরুত্বপূর্ণ রচনাবলী হলো ঃ 

(১) 4:১১ Giaall SUI Lae 8 2501 (পাচ খণ্ড); 
(২) ৩০১ ১১১০০০। ssl A Sally ৪৫৭1১ (©) UIE 

২১০ ১১|।; 
আহ্কাম সম্পর্কে বিস্তৃত কলেবরের একটি গ্রন্থ রচনায় তিনি হাত 
দিয়েছিলেন, কিন্তু তা সম্পূর্ণ হয় নি। মুসনাদে ইমাম আহমদকে বর্ণনানুক্রমে 
বিন্যস্ত করে তাতে তাবারানী ও আবু য়া'লার সংযোজনও অন্তর্ভুক্ত করেছেন। 
তবে তীর মূল রচনাকীর্তি হলো দু'টি গ্রন্থ যা ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে 
এবং আজ পর্যন্ত গবেষক ও বিদগপ্ধজনদের মহলে উপকারী গ্রন্থের মর্যাদা পেয়ে 
আসছে। একটি হলো তাফসীরে ইবনে কাছীর । হাদীস ও বর্ণনা ভিত্তিক তাফসীর 
গ্রন্থসমূহের মধ্যে আল্লামা ইবনে কাছীরের তাফসীরকেই মনে করা.হয় সর্বাধিক 
নির্ভরযোগ্য । আল্লামা সুযৃতী লিখেছেন ৪ 


www.almodina.com 


৩৬৪ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 

- 41১০ Bly dsl isl 
এমন এক তাফসীর গ্রন্থ তিনি লিখেছেন যার অনুরূপ পূর্বে রচিত হয়নি । 
ইবনে কাছীরের পূর্বে বর্ণনাভিত্তিক তাফসীরগুলোতে মুহাদ্দিছসুলভ সতর্কতা 

এবং হাদীসের বিশুদ্ধতা যাচাইয়ে প্রজ্ঞার দারুণ অভাব ছিল। ফলে সেখানে দুর্বল 
হাদীস ও ইসরাঈলী বর্ণনাসমূহের বহুল অনুপ্রবেশ ঘটেছিল । হাফিজ ইবনে 
কাছীর তার তাফসীরে হাদীস শাস্ত্রের স্বীকৃত নীতিমালা অনুসরণ করেছেন এবং 
মুহাদ্দিছসুলভ সতর্কতার মাধ্যমে পূর্ববর্তী তাফসীরকারদের বুহ দুর্বলতা সযতে 
পরিহার করেছেন । অবশ্য একথা সত্য যে, তার মত বরেণ্য মুহাদ্দিছের কাছে 
আমাদের যতটা প্রত্যাশা ছিল হাদীস বিচারের ক্ষেত্রে ততটা উচ্চ মান তিনি 
বজায় রাখতে পারেন নি। কিছুটা উদারতা প্রদর্শন করে ইসরাঈলী বর্ণনাসমূহের 
একাংশ তিনিও গ্রহণ করেছেন । তবুও একথা স্বীকার করতেই হবে যে, প্রাচীন 
তাফসীর গ্রন্থগুলোর মাঝে হাদীসশাস্ত্রীয় দৃষ্টিকোণ থেকে ইবনে কাছীরের 
তাফসীরই হলো সর্বাধিক নির্ভরযোগ্য ও উপকারী ৷ সম্প্রতি মিসরের স্বনামধন্য 
গবেষক পণ্ডিত আল-উত্তায আহমদ শাকের -১। ৮ ৪/৯| ৮৮০ iil Sac 
১১৫ নামে তাফসীর ইবনে কাছীরের সংক্ষেপ করেছেন । এতে মূল গ্রন্থের 
যাবতীয় সৌন্দর্য ও বৈশিষ্ট্য অক্ষুণ্ন রেখে দুর্বল হাদীস, অনির্ভরযোগ্য ইসরাঈলী 
বর্ণনা, পুনরুক্ত বর্ণনা ও সনদ এবং বিভিন্ন অপ্রয়োজনীয় ও দীর্ঘ আলোচনা ছাটাই 
করা হয়েছে। ফলে কিতাবটির উপযোগিতা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। 


ইবনে কাছীরের দ্বিতীয় গুরুত্বপূর্ণ রচনা হলো আল-বিদায়া ওয়া'ন-নিহায়া। 
১৩৫১ হিজরীতে মিসর থেকে চৌদ্দ খণ্ডে গ্রন্থটি প্রকাশিত হয়। আরব 
এতিহাসিকদের রীতি অনুযায়ী সৃষ্টির আদি থেকে শুরু করে ৭৬৭ হিজরী পর্যন্ত 
সময়কালের ইতিহাস এতে অন্তর্ভুক্ত হয়েছে। আল্লামা ইবনু'ল আছীরের 
সুবিখ্যাত গ্রন্থ 'আল-কার্মিল' শেষ হয়েছে ৬২৮ হিজরী পর্যন্ত এসে । এতে ‘আল 
বিদায়া'তে ১৩৯ বছরের ইতিহাস সংযোজিত হয়েছে। তাতারী হামলা এবং আট 
শতকের এতিহাসিক গুরুত্বের কারণে উপরিউক্ত সময় কাল ছিল খুবই গুরুত্বপূর্ণ 
ও ঘটনাবহুল । এ কারণে এবং নির্ভরযোগ্যতা ও বিশুদ্ধতার কারণেও “আল- 
বিদায়া' সকল এঁতিহাসিকের প্রিয় উৎস গ্রন্থরূপে বিবেচিত হয়ে এসেছে। ৭৭৪ 
হিজরীতে হাফিজ ইবনে কাছীর ইনতিকাল করেন এবং দামিশৃকের প্রসিদ্ধ 
সুফিয়া কবরস্থানে সমাধিস্থ হন।১ 


১. যায়ল তাযকিরাতি 'ল-ছুফফাজ (শামসুদ্দীন আবুল মাহাসিন আল-হুসায়নী কৃত) ৷ 


www.almodina.com 


৩৬৫ 


হাফিয ইবনে রজব? 
সংক্ষিপ্ত জীবন-বৃত্তাস্ত 


নাম আবদুর রহমান, পিতার নাম আহমদ ইবনে রজব । তার বংশ-সূত্র 
এরূপ £ আবদুর রহমান ইবন আহমদ ইবন রজব ইবন আবদুর রহমান ইবনু'ল 
হাসান ইবন মুহাম্মদ ইবন আবুল বারাকাত মাসউদ । পারিবারিক আবাসভূমি 
ছিল বাগদাদ । সেখানেই তিনি ৭৩৫ হিজরীতে রবী“উ'ল-আওয়াল মাসে 
জন্গরহণ করেন। ৭৪৪ হিজরীতে অল্প বয়সেই পিতার সাতে দামিশকে আসেন । 
মুহাম্মদ ইবন ইসমাঈল ইবন ইবরাহীম ইবনু'ল খাববায এবং ইবরাহীম 
ইবনু'ল-আত্তার প্রমুখ থেকে হাদীস শ্রবণ করেন। মিসরে আবুল 
ফাতাহ-আল-মায়দুমী এবং আবুল হারাম আল-কালানিসী প্রমুখ থেকে হাদীস 
গ্রহণ করেন। হাফিজ ইবনে হাজার আসকালানী বলেন ৪ ইবনে রজব বিপুল 
সংখ্যায় হাদীস শ্রবণ করেছেন এবং হাদীছ-চর্চায় নিজেকে নিয়োজিত রেখেছেন। 
ফলে হাদীস শাস্ত্রে অল্পকালের মধ্যেই তিনি ব্যুৎপত্তি অর্জন করে ফেলেন। হাফিজ 
আবুল ফযল তাকীয়ুদ্দীন ইবনে ফাহদ মক্কী (মৃ. ৮৭১ হি.) তার সম্পর্কে 
লিখেছেন ঃ 
Jal ০৮111 ial isa ily ali ৮০৭) olay 

- ০৯411 515 ৩৯৯। ১৪৬০ aad! ২5313 

তিনি হাদীসের হাফিজ ও ইমাম, শ্রেষ্ঠ ফকীহ্‌, দুনিয়ার প্রতি নির্মোহ 

আলিমদের একজন, ইবাদত গুযার ইমামদের অন্যতম, মুহাদ্দিছগণের 

শিক্ষক এবং মুসলমানদের খতীব । 

তিনি আরো লিখেছেন $ তিনি ধার্মিক ও মুত্তাকী নেতা ছিলেন। মানুষের 
অন্তরে তার প্রতি মুহব্বত পয়দা করে দিয়েছিলেন আল্লাহ্‌ পাক। দল-মত 
নির্বিশেষে সকলে তার সততা ও শ্রেষ্ঠত্বের বিষয়ে একমত ছিলেন । তার ওয়াজের 
মজলিস অত্যন্ত উপকারী ও প্রভাব সৃষ্টিকারী ছিল। 

আশ-শিহাব ইবন হাজ্জী তার “ইলম ও প্রজ্ঞাগত মর্যাদা সম্পর্কে বলেন ঃ 
১। হাফিজ ইবনে রজব আল্লামা ইবনে তায়মিয়ার প্রত্যক্ষ ছাত্র নন। ইমাম সাহেবের মৃত্যুর আট 

বছর পর তিনি জন্যুগহণ করেন । তবে হাফিজ ইবনে কায়্যিমের তিনি প্রিয়তম ছাত্র এবং ইমাম 

ইবনে তায়মিয়া (র) ও ইবনে কায়্যিম দ্বারা গভীরভাবে প্রভাবিত । দু'একটি ব্যতিক্রম ছাড়া প্রায় 

সকল ক্ষেত্রেই তিনি ইবনে তায়মিয়া (র)-র অবদান ধনা এবং ইবনে তায়মিয়ার আদর্শে 

অনুপ্রাণিতদের অস্তভূর্ত। 


www.almodina.com 


৩৬৬ শায়খুল ইসলাম হাফিজ ইব্‌ন তায়মিয়া (র.) 

হাদীস শাস্ত্রের তিনি অসাধারণ সমালোচক ও গবেষক ছিলেন। 

সমসাময়িকদের মাঝে হাদীসের সনদ এবং সনদের বিচার-বিশ্লেষণের ক্ষেত্রে 

সর্বাধিক পারদর্শী ছিলেন । আমাদের সমসাময়িক অধিকাংশ হাম্বলী আলিম 
তার ছাত্র ছিলেন। 

৭৯৫ হিজরীতে রজব মাসে তার ইনতিকাল হয় এবং দামিশকের 
আল-বাবু"স -সগীরে সমাধিস্থ হন। ইনতিকালের কয়েকদিন পূর্বে কবরস্থানে 
এসে জনৈক কবর খননকারীকে বলেন £ আমার জন্য একটা কবর খনন 
করবেন। আদেশ পালিত হলে তিনি সেই কবরে নেমে অনেকক্ষণ শুয়ে 
কাটালেন। অতঃপর উঠে এসে বললেন, ভালই । এর কয়েক দিন পরই তার 
ইনতিকাল হয় এবং সেই কবরেই তাকে দাফন করা হয়। 


রচনাবলী 


তিরমিযী শরীফের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন। ফাতহু'ল-বারী নামে বুখারী 
শরীফের একটি ব্যাখ্যা গ্রন্থ রচনার কাজে হাত দিয়ে বেশ কিছু দূর এগুলেও তা 
শেষ করে যেতে পারেননি । ইবনে আবৃ য়া'লা কৃত “তাবাকাতু'ল -হানাবিলা' 
গ্রন্থের তিনি পরিশিষ্ট যোগ করেছেন। ওয়াজ ও উপদেশমূলক একটা গ্রন্থ হলো 
0331 ৯১৮১৩ ৮৪ LULL এতে ফিকহ -সংক্রাত্ত বেশ কিছু উপকারী 
কথা ও মূলনীতির আলোচনা রয়েছে। ইমাম নববীর ৮2১! এর ব্যাখ্যাও 
লিখেছেন তিনি । নববীর ‘আরবাঈনে' মোট বিয়াল্লিশটি হাদীস ছিল । তিনি আরো 
আটটি হাদীস যোগ করেন । বইটি ১৩৪৬ হিজরীতে মুস্তফা আল- বাবী আল- 
হালাবী-এর প্রেস থেকে ছেপে বের করা হয় ; ৮৯ ১১০)! ১৯১১2 ১১১১৬ 
[| ৮ হাদীসটির স্বতন্ত্র ব্যাখ্যা করেছেন। শেষোক্ত বই তিনটি প্রকাশিত হয়ে 
বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। তার রচনাবলীতে হাফিজ ইবনে কায়্যিমের 
দাওয়াতী জযবা ও সংস্কারবাদী মনের আকুতি লক্ষ্য করা যায়। সেই সাথে ইবনে 
কায়্যিমের ভাষার মিষ্টতা ও প্রাঞ্জলতা এতে পূর্ণমাত্রায় বিদ্যমান রয়েছে। 


উপরে উল্লিখিত কয়েকজন ছাত্র ও ছাত্রের ছাত্র ছাড়াও অষ্টম ও নবম 
শতাব্দীর কতিপয় বিশিষ্ট আলিম, লেখক ও সংস্কারক এমন রয়েছেন যাদের 
সম্পর্কে জানা সম্ভব হয়নি যে, তারা শায়খুল ইসলাম ইবনে তায়মিয়ার কিংবা 
তার কোন ছাত্রের শিষ্যত্ব গ্রহণ করেছিলেন কিনা । তবে তাদের রচনাবলীতে 
শায়খুল ইসলাম ইবনে তায়মিয়া (র)-র 'ইলম ও প্রজ্ঞা, আবেগ ও চিন্তাধারা 
এবং দাওয়াতী জযবা ও ব্যাকুলচিত্ততার পূর্ণ ছাপ বিদ্যমান রয়েছে । শায়খুল 


www.almodina.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস ৩৬৭ 
ইসলামের ছাত্রদের কাছ থেকে কিংবা তার রচনাবলী থেকে উপকৃত হয়ে থাকুন 
কিংবা সে সুযোগ তাদের জীবনে নাই এসে থাকুক-চিন্তার এক্য এবং রুচি ও 
কর্মের অভিন্নতার ভিত্তিতে তাদেরকে ইবনে তায়মিয়া (র)-র চিন্তাধারার 
অনুগামী একই পরিবারভুক্ত বলে নির্দ্বিধায় ধরে নেওয়া যেতে পারে । এ পর্যায়ের 
বিশিষ্ট ব্যক্তিবর্গের মাঝে = &। ৯$। গ্রন্থের স্বনামধন্য রচয়িতা আল্লামা আবু 
ইসহাক শাতিবী (মৃ. ৭৯) বিশেষভাবে উল্লেখযোগ্য । তার সুবিখ্যাত গ্রন্থ 
১৮-০5০১। মূলত সেই সংস্কার আন্দোলনেরই একটি অনবদ্য সংযোজন, যে 
আন্দোলনের শুভ সূচনা হয়েছিল শায়খুল ইসলাম ইমাম ইবনে তায়মিয়া (র)-র 
যুগে, তারই মুবারক হাতে । (০2০১ গ্রন্থটি সুন্নত ও বিদআত সম্পর্কে 
সবচেয়ে তথ্যবহুল, সারগর্ভ, মৌলিক ও সর্বাঙ্গীন রচনাকর্ম। 


১. পৃষ্ঠা সংখ্যা ৬১৯. প্রকাশ মিসর । 


www.almodina.com 


0060600606666 606060606066666606066606066660666666666666066666666% 


গ্রন্তকার ৫ 
সাওলানা সাইয়েদ আবুল হাসান অ নদভা (র) সেই হে = শাবি 


পর্বপরুন্য বালাকাটির আক্ীদ আশ্তীল'ল-খ্কাগিনীন হযরত সাঠযেদ আহমাদ ৰ 

| | 4 4 !~ . . 
তি সা ইস্যুর - - 

(র)-এর অনুপম চারত 

বয়সেই উদ্‌ সার 


দাওয়াত ও আযীমত'-এর ভাবানুবাদ * মী স সাধকদের ইতিহাস 
একটি অমূল্য গ্রন্থ । সীরা তিহাস 
সর্বত্রই « তার অবাধ গতি 
ভাষায় হয়েছে হু ররা “আল-মুরতা মা শাধক 
আলী (রা)-এর জীবনী গ্রন্থখানা আরবী, উদ 3 ইংরেজী ভাষায় প্রভৃত সুনা” 
করেছে। সমসাময়িক বিশ্বে তার চাইতে অধিকতর খ্যাতিমান ও বহুমুখী প্র 
অধিকারী অন্য কোনও আলেম জন্মেছেন কি না এবং থাকলেও তার মত এত 
অধিক স্বীকৃতি লাভ করেছেন কিনা সন্দেহ রয়েছে। প্রাচ্য ও প্রতীচোর প্রায় সকল 
জনপদে যেমন তিনি আমন্ত্রিত হয়ে সে সব দেশ সফর করেছেন, তেমনি নোবেল 
পুরস্কার তুল্য মুসলিম বিশ্বের সব চাইতে মূল্যবান ‘বাদশা ফয়সাল' পুরঙ্কারে তিনি 
পুরস্কৃত হয়েছেন। তিনি একাধারে রাবেতায়ে আলমে ইসলামী-এর অন্যতম 
প্রতিষ্ঠাতা সদস্য, লখনৌর বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম টয়াতুল 
উলামা-এর রেকটর, ভারতীয় মুস মুসলমানদের এক্যবদ্ধ প্রাটফরম মসালিম পাসোন্যাল 
ল" বোর্ডের সভাপতি ছিলেন। তার অস্তিত্ব কেবল ভারতীয় মুসলমানদের জন্যই 
গোটা বিশ্বের মুসলমানদের জন্যই এক বিরাট নেয়ামত ছিলেন। তার বেশ 
কটি বই ইতিমধ্যেই বাংলা ভাষায় প্রকাশিত হয়েছে । একাধিকবার তিনি বাংলাদেশ 
সফরও করেছেন। তার 1 আত্মজীবিনীমূলক গ্রন্থ এ পর্যস্ত ৭ খন্ডে প্রকাশিত 
কারওয়ানে ঘিন্দেগী' তার আত্মজীবনীমূলক নয়, এটা সমসাময়িক বিশ্বের 
অনেক তাৎপর্যপূর্ণ ঘটনা ও ব্যক্তির এক অপূর্ব আলেখাও বটে। তার রচনায় 
আল্লামা শিবলীর অনবদ্যতা, আল্লামা সাইয়েদ সুলায়মান নদীর সক্ষমদর্শিতা, 
মাওলানা মানাধির আহসান গিলানীর সতর্কতা, মাওলানা আশরাফ আলীর থানবীর 
তাকওয়া, সর্বোপরি তার পূর্বপুরুষ সাইয়েদ আহমদ বেরলতভী (র)-এর দরদ 
প্রতিফলিত হয়েছে। শায়খুল হাদীস হযরত মাওলানা যাকারিয়া (র), মাওলানা 
৯৬০৮ নোমানী রি), ও রঈসুত-তাবলীগ মাওলানা ইউসুফ (র)-এর 
মুল্যবান গ্রন্থে তার লিখিত সারগর্ভ ভূমিকাগুলো পড়বার মতো । আধ্যাত্তি 
তিনি মাওলানা আহমদ ন আলী লাহোরী (র) এবং মাওলানা রি কাদির রায়পুরী 
(র)-এর খলীফা । বিগত হিজরী ১৪২১ সনের ২২ রমযান জুম'আর পূর্বে সূরা 
ইয়াসীন তেলাওয়াতরত অবস্থায় ইনতিকাল করেন। রায়বেরেলীর পারিবারিক 
কবরস্থানে রওযায়ে শাহ আলামুল্লাহ্‌য় তাকে দাফন করা হয়। 


বীয়ে রহম, 


bd 
«ll 


2 
‘1100 ৮4228 5৪4০4৫ rt 


৩৮, বাংলাবাজার, ঢাকা-১১০০ 


অংগ্ামী সাধকদের ইতিহাস তয় খণ্ড) 
: স্ব ৪ সাইয়েদ'আবুল হাসান আলী নদভী (র)_. 
"অনুবাদ £ আবু সাঈদ মুহাম্মদ ওমর আলী রে) 


প্রকাশকাল | 
K জানুয়ারী, ২০১৫ ঈসায়ী 
মাঘ, ১৪২১ বঙ্গাব্দ; রবিউস সানী ১৪৩৬ হিজরী 


ক তত 
মুহাম্মদ. ব্রাদার্স, ৩৮, বাংলা বাজার, ঢাকা-১১০০ 
সেলঃ 01822-806163;01798-598440 


সুদ্রণে ঃ মেসার্স তাওয়াক্কুল প্রেস 
৬৬/১, নয়া পল্টন, ঢাকা-১০০০ 


প্রচ্ছদ 
সালসাবিল 


ISBN: 978-984-90178-1-3 


মূল্য ৪ ২৩০:০০ (দুইশত ঘাট) টাকা মাত্ৰ। 


Shangrami Shadhakder-Itihas: (History of the Soviours of Islamic 
Sprit) written by Allama Sayeed Abul Hasan Ali Nadvi (R) in Urdu 
and translated by A. S. M. Omr Ali (R) into Bengali and Published 
৮5 Muhammad Abdur Rouf, Muhammad Brothers, 38, Bangla 
Bazar, Dhaka- 1100. BANGLADESH. Celi Phone: 01822-806163 


উৎসর্গ 


ইসলামের প্রচার ও প্রসারে খারা চরম আত্মত্যাগের সন্মুখীন 
এ পথের সকল প্রতিকুলতাকে যীরা হাসিমুখে. মুকাবিলা 
করেছেন, অত্যাচারী জালিমের খড়গ-কৃষাণ ও বদ্ধ 
বিলাসী ও আয়েশী জীবনযাপনের শত সুযোগ থাকা সত্ত্বেও 
খারা নির্লোভ ও নির্মোহ জীবন যাপন করে মানুষের সামনে . 
অনুপম আর্দশ স্থাপন করেছেন, 

পর্ণ কুটিরে বাস করে এবং অনাড়ম্বর পরিবেশে থেকেও যারা 
বাজা-বাদশাহ্র ওদ্ধত্য ও দাণ্তিকতার সামনে নিজেদের শির 
সমুন্নত রেখেছেন, 

দুঃখী ও মজলুম মানুষের পাশে দীড়িয়ে খারা তাদের হতাশ 
অন্তরে আশা-ভরসার প্রদীপ ভ্বালিয়েছেন, : 
তাদেরকে কাছে টেনেছেন, 

- আপন করেছেন, . 

রূহানিয়াতের প্রোজ্জ্বল আলোক-ধারায় যীরা পাপক্লিষ্ট ও 
পথভ্রষ্ট মানুষকে হিদায়াতের প্রশস্ত রাজপথে এনে দীড় 
করিয়েছেন, সেই সব জানা-অজানা মর্দে মু'মিন ও মর্দে 
মুজাহিদের পবিত্র রূহের উদ্দেশে । . 


আমাদের কথা 

হয়ে পড়লেও পরবর্তী প্রত্যেকটি যুগে এমন কিছু কিছু বিরল ব্যক্তিত্বের আবির্ভাব 
ঘটেছে ষীরা পুনরায় ফিরে যেতে চেয়েছেন ইসলামের মূল আর্দশের দিকে এবং 
আজীবন সংগ্রাম ও সাধনা করেছেন ইসলামী আর্দশের পুনঃ প্রতিষ্ঠার লক্ষ্যে! 
পর্যায়ে এই সাধনা ও সগামে লিপ্ত হয়েছেন, কেউ কেউ এই সাধনার কারণে 
অঙ্গন থেকে দূরে অবস্থান করে ইসলামের আধ্যাত্মিক, নৈতিক, দার্শনিক ও 
সামাজিক আর্দশকে সমুন্নত রাখার কঠোর সাধনায় নিজেদের জীবন উৎসর্গ 
করেছেন। ইসলামের প্রকৃত ইতিহাস যতটা মুসলিম রাজা-বাদশাহ ও শাসকদের 
ইতিহাস, তার চাইতেও অধিক এই সব সাধক ও সংগ্রামী পুরুষদের ইতিহাস । 
আজকের বিশ্বব্যাপী ইসলামী নবজাগরণের পেছনে এইসব অমর সাধকদের শত 
সহন বছরের নিঃস্বার্থ সাধনার অবদানকে অস্বীকার করা আর বাস্তবতাকে 
অস্বীকার করা একই কথা। 


দুর্ভাগ্যের বিষয়, ইসলামের ইতিহাসের এই স্বর্ণোজ্জবল ধারা আজও আমাদের 
কাছে প্রায় অজানাই রয়ে গেছে৷ ইসলামী আদর্শের পুনঃ প্রতিষ্ঠাকামী এই বিপ্লবী 
তাৎপর্যম্তিত প্রবাহের চাপা পড়া ইতিহাস পুনরুদ্ধারকল্পে আত্মনিয়োগ করে 
উপমহাদেশের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও গবেষক সায়্যিদ আবুল হাসান “আলী 
নদভী (র) মুসলিম উম্মাহকে চির কৃতজ্ঞতাপাশে আবদ্ধ করেছেন। উর্দু ভাষায় 
রচিত তার এ সম্পর্কিত যুগান্তকারী গ্রন্থ “তারীখ-ই-দা“ওয়াত ও “আবীমত' ছয় 
খণ্ডে সমাপ্ত এবং হযরত ‘ওমর ইবন “আবদুল ‘আযীয রে) থেকে শুরু করে 
বিপ্লবী অন্নিপুরুষ সাইয়েদ আহমদ শহীদ বেরেলভী রে) পর্যন্ত সাধক 
সংগ্রামীদের আলেখ্য এতে স্থান লাভ করেছে। এই গ্রহ্থমালা বাংলা ভাষায় 
প্রকাশের কর্মসূচী মুহাম্মদ ব্রাদার্স ইতোপূর্বেই গ্রহণ করেছে। বর্তমান গ্রন্থ উক্ত 
তারীখ-ই-দাণওয়াত ও ‘আযীমত গ্রন্থের তৃতীয় খণ্ডের অনুবাদ! এতে দু'জন 
মহান সাধক হযরত নিজামুদ্দীন আওলিয়া রে) এবং হযরত শায়খ শরফুদ্দীন 


ছেয়). 

ইয়াহইয়া মুনায়রী €র)-এর সংগ্রামী জীবনালেখ্য স্থান পেয়েছে। চতুর্থ খণ্ডের 
কাজও অনেক দূর অগ্রসর হয়েছে। ইনশাআল্লাহ্‌ সত্বরই সে খণ্ডটিও প্রকাশিত 
হবে। | 

পূর্ববর্তী সংস্করণগুলোর মত বর্তৃমান সংস্করণটিও বহুল প্রচার আশা করছি। 
এক্ষণে আমরা পরম করুণাময়ের দরবারে এই গ্রন্থের লেখক আল্লামা সাইয়েদ 
আবুল হাসান আলী নদভী (র)-এর জান্নাতী রূহের উদ্দেশ্যে সালাম পেশ করছি 
এবং এর অনুবাদকের সুস্থ ও কর্মময় দীর্ঘ হায়াত কামনা করছি। আল্লাহ্‌ পাক 
আমাদের এই নগণ্য খেদমতটুকু কবুল করুন আমীন! 


সেপ্টেম্বর, ২০০৩ ইং - প্রকাশক 
ঢাকা-১১০০ | 


| আন্লাহ্পাকের অপর অনুগ্রহে অবশেষে মুসলিম বিশ্বের প্রখ্যাত ‘আলিম, 
লেখক ও চিন্তাবিদ সাইয়েদ আবুল হাসান: “আলী নদভী রচিত 
‘তারীখ-ই-দা'ওয়াত ও ‘আযীমত' সিরিজের তৃতীয় খণ্ডের বাংলা তরজমা 
ইসলামী রেনেসীর অগ্রপথিক” নামে প্রকাশিত হল। খীর অসীম কৃপায় এটি 
বাংলাভাষী পাঠকদের হাতে পৌঁছতে পারল সেই মহান আল্লাহু রাব্বুল 
আলামীনের দরবারে জানাই অসংখ্য শোকর ও সজুদ। 

উর্দু-ভাষী পাঠকের নিকট “তারীখ-ই-দা'ওয়াত ও “আধীমত'-এর নতুন করে | 
পরিচয়ের অবকাশ .নেই। সর্বপ্রথম ভারতে প্রকাশিত হলেও ইতিমধ্যেই তা 
আরবী ও ইংরেজী ভাষায় অনুদিত হয়ে বিশ্বের বিভিন্ন দেশের পাঠক মহলে সাড়া 
জাগিয়েছে। কুয়েত ও বৈরুত থেকে আরবী ভাষায় গ্রন্থটির পঞ্চম সংস্করণ 
প্রকাশিত হয়েছে। ইংরেজী ভাষায় Savious of Islamic 92৮ নামে দুটি 
সং্করণ, উর্দু ভাষায় লাখনৌ থেকে দুটি সংস্করণ এবং করাটী থেকে উর্দুতে এর 
. একটি সংস্করণ প্রকাশিত হয়েছে। . 

১৯৭৯ সালে সর্বপ্রথম এ সিরিজের ওয় খণ্ডটি আমার হাতে আসে। বইটি 
আমাকে আকৃষ্ট করে এবং সঙ্গে সঙ্গেই আমি তরজমার সিদ্ধান্ত গ্রহণ করি; কিছু 
তখন অন্য একটি বই আমার হাতে থাকার-এটির তরজমায় স্বভাবতই একটু 
বিলম্ব হয়। তারপর ১৯৮০ সালের শেষ দিকে তরজমার কাজে হাত দিই এবং 
১৯৮১ সালের মে মাসে তা সম্পন্ন করতে সক্ষম হই। তরজমার সঙ্গে এর 
পূর্বকার দু'টি খণ্ড সংগ্রহের সমু চেষ্টা চালিয়ে যাই। অতঃপর মেজর জেনারেল 
আকবর খান রচিত ইসলামের প্রতিরক্ষা কৌশলের উপর প্রণীত বিখ্যাত 
‘হাদীছের দেফা’ গরস্থটির তরজমায় হাত দিই এবং আল্লাহ্র ফযলে যথাসময়ে তা 
সম্পন্ন করতেও সমর্থ হই । অবশেষে বহু চেষ্টা-তদবীরের পর Karim 
InterNAONA- এর স্বত্বাধিকারী বন্ধুবর নাজমুল করিম সাহেবের. 
আন্তরিকতায় উক্ত খণ্ড দুটি সংগ্রহে সমর্থ হয়েছি। এজন্য আমি তীর কাছে খণী। 
আল্লাহ্‌র রহমত এবং পাঠকের দু'আ' পেলে সত্বর সে দু'টির তরজমাও পেশ 
করতে সক্ষম হব। ' | | | 


(আট) . 

বর্তমান পুস্তকের তরজমা সম্পর্কে আমার কিছু বলার নেই। ইসলামী 
বিশ্বকোষ প্রকল্পের দায়িত্ব বহন করতে নিরন্তর যে পরিশ্রম আমাকে করতে 
হয়েছে তজ্জন্য নিজের কাজের প্রতি যতটুকু সুবিচার করা দরকার ছিল তা 
পারিনি। তবুও এতে প্রশংসার যদি কিছু থাকে তবে তা বিশিষ্ট অনুবাদক ও 
লেখক বন্ধুবর আবদুল মতীন জালালাবাদীর প্রাপ্য । কেননা এর সম্পাদক হিসাবে 
একে সর্বাঙ্গ সুন্দর করে তুলতে তিনি চেষ্টার কোন কসূর করেন নি। আর 
দোষক্রুটি কোথাও কিছু ঘটলে তার সকল দায়-দায়িত্ব নিজের খাড়ে তুলে নিচ্ছি। 
এরপর আগামী সংস্করণ ছাড়া কাফফারা আদায়ের কোন সুযোগ দেখছি না। 

আমার সকল বক্তব্য প্রথম খণ্ডের জন্য তুলে রেখে এখানেই বিদায় নিচ্ছি। 
সকল হামূদ আল্লাহ্‌র । নম. 


অনেক আগেই গ্রন্থের প্রথম সংস্করণ নিঃশেষ হয়ে যাওয়ায় এক্ষণে এর 
দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হ'ল! এ গ্রন্থের প্রতি পাঠকের আগ্রহ আমাকে. 
উৎসাহিত করেছে প্রচুর । তাদের 'প্রতি শুকরিয়া জানাবার ভাষা আমার নেই। 
সেই সঙ্গে সিরিজের অন্যান্য খণ্ডের প্রতি পাঠকের চাহিদা ও আগ্রহ দৃষ্টে দীন 
অনুবাদক গভীরভাবে অভিভুত বটে। বিশেষ করে সংগ্রাম সম্পাদক বন্ধুবর আবুল 
আসাদ, আজিজিয়া কুতৃবখানার স্বত্বাধিকারী জনাব ওজীহ আহমদ সাহেব এবং 
চট্টগ্রামের মাওলানা আবদুর রহীম ইসলামাবাদী সিরিজের অন্যান্য খণ্ডের দ্রুত 
তরজমা করার জন্য এযাবত যেভাবে আমাকে তাকীদ দিয়ে এসেছেন তজ্জন্য 
আমি তাঁদের প্রতি জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা । আল্লাহ্র অসীম 
. মেহেরবানী, অবশেষে তারই অপার অনুগহে ১ম খণ্ডটির তরজমার কাজও শেষ 
হবার পর এক্ষণে প্রকাশের অপেক্ষা করছে এবং ২য় খণ্ডটির তরজমার কাজও 
দ্রুত গতিতে এগিয়ে চলেছে। পাঠকের দু'আ ও আল্লাহ্‌র রহমত হলে শারীরিক 
অসুস্থতা এবং নিরন্তর কর্মব্যস্ততা সত্বেও আগামী ডিসেম্বরের পূর্বেই তরজমার 
কাজ শেষ করতে সক্ষম হব বলে আশা করি । 
- " অনুবাদকের পরম সৌভাগ্য, “যব ঈমান কী বাহার আই” (ঈমান যখন 
জাগলো’ নামে প্রকাশিত) এবং বর্তমান গ্রন্থের অনুবাদের সূত্রে এ সব গ্রন্থের মূল 
লেখক ‘আল্লামা সাইয়েদ আবুল হাসান আলী নদভী (মা. জি. 'আ)-র সঙ্গে 
অধমের সাক্ষাৎ ও সাহচর্য লাভের সুযোগ ঘটে । তীর গ্রন্থের অনুবাদ প্রকাশিত 
হওয়ায় এরং তার লেখনীর প্রতি এদেশের পাঠক সমাজের প্রচুর আগ্রহ দৃষ্টে তিনি 


নেয়). 
অত্যন্ত সভ্তোষ.প্রকাশ করেন! এ সময় ভিনি সিরিজের অন্যান্য খণ্ডের তরজমার 
ব্যাপারে অনুমতি প্রদান করে দীন অনুবাদককে অনুগৃহীত করেন।. পরম 
- করুণাময়ের দরবারে একান্ত মুনাজাত, তিনি যেন হযরত (মা. জি. “আ)-কে 
হায়াত দারা করেন এবং অধমকে তীর গভীর জ্ঞান, প্রজ্ঞা ও সোহবতের ফয়েষ 
থেকে বরকত লাভ করবার তওফীক দান করেন৷ 


বর্তমান গ্রন্থের সর্বশেষ সংস্করণ প্রকাশিত হয় একযুণ.আণে। এরপর এ 
সিরিজের কোন খণ্ডই আর প্রকাশিত হয়নি! অথচ এসব খণ্ডের প্রতি পাঠকের 
" আগ্রহের কোন কমতি ছিলনা । দীর্ঘ অপেক্ষার পর অবশেষে বিশিষ্ট প্রকাশক 
মুহাম্মদ ব্রাদার্স-এর স্বত্বাধিকারী বন্ধুবর অধ্যাপক আবদুর রউফ সাহেব আল্লামা 
সাইয়েদ আবুল হাসান আলী নদভী (র)-এর সকল গ্রন্থের অনুবাদ প্রকাশের 
ব্যাপারে আগ্রহ প্রকাশ করায় কতিপয় শর্তাধীনে অন্যান্য কয়েকটি গ্রন্থের মত 
চ785554945 
এ খেদমতটুকু করুল করুন। আমীন! 


- আবু সাঈদ মুহাম্মদ ওমর আলী 


ভূমিকা 


সমস্ত প্রশংসা আল্লাহ্র এবং সালাম ও শান্তি তীর মনোনীত বান্দাদের ওপর । 
- আলহামদুলিল্লাহ্‌ 'তারীখ-ই-দাওয়াত ও 'আধীমত'-এর তৃতীয় খণ্ড পেশ করার 
' সৌভাগ্য হ'ল। দ্বিতীয় ও তৃতীয় খণ্ডের মাঝখানে এত দীর্ঘ বিরতি ঘটে যে, 
গ্রন্থকার বিমর্ষ এবং আগ্রহী পাঠক নিরাশ হয়ে গড়েন। ইতোমধ্যে গরন্থকারের 
ছোট্ট কলম কিছু গ্রন্থ-রচনা করেছে এবং তা প্রকাশিত হয়েছে। যতই বিলম্ব 
শ্ঘটছিল ততই এ সন্দেহ ঘনীভূত হচ্ছিল যে, আল্লাহ্‌ না করুন, এই ফলপ্রসু ও 
কল্যাণকর সিলসিলা প্রাচীন গরন্থকারদের অনেক গুরুত্বপূর্ণ কিতাবের-এমন কি 
খোদ এই গ্রস্থকারের কতকগুলো ধারাবাহিক গ্রন্থ প্রণয়ন প্রকল্পের মতো 
অসম্পূ্ণই না থেকে বায়। সম্ভবত এমনটিই হ'ত-কমপক্ষে এ বিরতি দীর্ঘ থেকে 
দীর্ঘতর হ’ত-যদি না এর ভেতর একটি লক্ষণীয় অভিব্যক্তি এবং অবশ্য পালনীয় 
ইশারা-ইঙ্গিত ও প্রচণ্ড দাবির অস্তিত্ব থাকত । 

আমার আধ্যাত্মিক উস্তাদ হযরত মাওলানা ‘আবদুল কাদির সাহেব রায়পুরী 
" (তীর বরকত চিরন্তন হোক) “তারীখ-ই-দাওয়াত ও “আবীমত" বারবার শুনে 
এবং বারবার তার মজলিসে-মাহফিলে পড়িয়ে গ্রন্থ ও গ্রন্থকারের সম্মান ও সাহস 
বাড়িয়ে দিয়েছেন। এই দু'খণ্ডের পর তিনি তৃতীয় খণ্ডের জন্য তাগাদা দিতে 
থাকেন এবং এই খাদেম গ্রেন্থকার)-কে তা সম্পূর্ণ করার জন্য বারবার নির্দেশ 
প্রদান করেন। অনেক বার এমনও হয়েছে যে, আমি বাইরে থেকে যখনই তীর 
খেদমতে গিয়ে হাযির হয়েছি তখনই তীর প্রথম প্রশ্ন ছিল, তৃতীয় খণ্ড কি সমাপ্ত 
করেছ? কয়েকবার আমি আমার সংকট ও বিড়ম্বনার কথা তাকে জানাই। তিনি 
তা শুনেই বলে ওঠেন, অন্তত তৃতীয় খণ্ডটি শেষ করে ফেল। অতঃপর তিনি যখন . 
জানতে পারলেন যে, এই অংশটিতে সুলতানুল মাশায়িখ হযরত খাজা নিজামুদ্দীন 
মাহবুবে ইলাহী কো)-এর আলোচনা থাকবে, তখন তিনি তীর রূহানী ও বিশেষ 
. . সম্পর্কের কারণে তাগাদার মাত্রা আরও বাড়িয়ে দেন। এদিকে এই অধমের 
. অবস্থা এই হয়েছিল যেন সে কলম রেখে দিয়েছিল এবং এ প্রসঙ্গে ইতি টানার 
উপক্রম হয়েছিল। জুন, ১৯৬১ সালে আমি একবার হযরত রায়পুরী সাহেবের 
খেদমতে হাযির হলে দেখতে পাই, হযরত খাজা (র)-এর মলফুঘাতের সেই 


(এগার) 

সংকলন পঠিত হচ্ছে-যা আমীর খসরূ রে) কর্তৃক সংগৃহীত ও “আফযালুল 
ফাওয়াইদ’ নামে লাহোর থেকে প্রকাশিত হয়েছে এবং যা আমার এক প্রিয় দোস্ত 
. তোহ্‌ফাস্বরূপ নিয়ে এসেছেন। এ সংকলনটি এমনই সনদবিহীন ও ভিত্তিহীন 
বর্ণনায় ভরপুর যে, তা শ্রবণ করাটাও কোন বিশ্লেষণী শক্তি ও প্রতিহাসিক 
দৃষ্টিভঙ্গীর অধিকারী ব্যক্তি, এমন কি সাধারণ বিচার-বুদ্ধিসম্পন্ন লোকের পক্ষেও 
বোবাস্বরূপ মনে হবে৷ এর সংগ্রাহক হিসাবে আমীর খসরূ (র)-কে 
সম্পর্কিতকরণ আদৌ যুক্তিযুক্ত নয়। হযরত খাজা সায়্যিদ মুহাম্মদ গেসূদরাষ 
(র)-খাঁর ও সুলতানুল মাশায়িখের ভেতর কেবল একটিই মাধ্যম রয়েছে এবং 
তাও হযরত চেরাগে দিশ্লী (র)-এর, যিনি উক্ত আধ্যাত্মিক সিলসিলার নয়নমণি 
এবং গুপ্ত রহস্যের অধিকারী--সুস্পস্ট ভাষায় বলেন যে, “ফাওয়ায়েদুল ফুওয়াদ' ' 
ছাড়া মলফুযাতের যতগুলি সংকলন অশহুর হয়ে আছে-তার সবগুলোই বাহুল্য 
দোষে দুষ্ট ও অবিশ্বাস্য ৷ যা হোক, মজলিসে উক্ত কিতাব পঠিত হচ্ছিল। হযরত 
বায়পুরী কখনো কখনো এর কোন কোন অধ্যায়ে বিস্ময় প্রকাশ করছিলেন। তীর 
অর্ধনিমিলিত ও অর্থ-উন্মীলিত অথচ চিত্তাকর্ষক দৃষ্টি-যা কখনো কখনো এই 
্রন্থকারের ওপরও পড়ছিল এবং ইশীরা-ইঙ্গিতে বলছিল যে, যদি নির্ভরযোগ্য ও 
বিশ্বাস্য কিতাব খুঁজে পাওয়া যেত তা হলে এ ধরনের অনির্ভরযোগ্য ও অবিশ্বাস্য 
কিতাব হাতে নেওয়ার কোন প্রশ্নই উঠত না! তীর এ দৃষ্টি আমার অন্তরে গিয়ে 
তীরের মতো বিদ্ধ হ'ল এবং আমি সেখানেই সিদ্ধান্ত নিলাম যে, প্রথম 
অবকাশেই আমি অবশ্যই এ দায়িত্ব সম্পাদন করব এবং এ সওগাত আমাকে 
অবশ্যই পেশ করতে হবে। 

এ কাজ মাঝপথে আটকে পড়ার অন্যতম কারণ ছিল পথের বন্ধুরতা! 
ভারতীয় উপমহাদেশের আওলিয়ায়ে কিরাম, ইসলামের মুবাল্লিগবৃন্দ এবং মহান 
বুধুর্ণগণের জীবনী সম্পর্কে অসংখ্য গ্রন্থ রচিত হয়েছে। এর ভেতর বিরাট , 
আকারের গ্রন্থও রয়েছে। কিন্তু যখন এ যুগের কোন গ্রন্থকার তাদের জীবনের 
ঘটনাবলী একত্রিত করার মানসে কাজে নামেন এবং তাদের প্রকৃত কামালিয়াত, 
তীদের দীনী ও তবলীগী চেষ্টা-সাধনা, তাঁদের তা'লীম ও তরবিয়তের ফলাফল 
এবং তীদের মেযাজ ও প্রকৃতির ওপর আলোকপাত করার চেষ্টা করেন এবং এ 
যুগের লোকদের জন্য এ সব জীবন-বৃত্তান্ত শিক্ষণীয়, উৎসাহ-উদ্দীপক ও 
সাহসিকতামন্তিত করে তোলার প্রয়াস পান, তাঁদের জীবনের ঘটনাবলী ও 
তাদের জীবনের সত্যিকার বিশুদ্ধ কাঠামো উপস্থাপিত করতে-তখন বিদগ্ধ 
রচনাকারীকে দারুণ ভাবে নিরাশ হতে হয়-হতে হয় বিব্রতকর অবস্থার সম্মুখীন। 
কোন কোন সময় শত শত পৃষ্ঠার একটি গ্রন্থ থেকে, এমন কি কতিপয় গ্রন্থ 


(বার) 

থেকেও একটি পৃষ্ঠা লিখবার মতো উপকরণ সংগ্রহ করা যায় না। এভাবে মহান 
' ও শ্রেষ্ঠতম মনীষীদের জীবন-কাহিনীতে এমন সব বিরাট শূন্যতা দৃষ্টিগোচর হয় 
‘যে, কোনরূপ কল্পনা, অনুমান ও ভাষার অলংকার-চাঁতুর্য দিয়েও তা পুরণ করা 
যায় না। গোটা পুস্তকের পৃষ্ঠার পর পৃষ্ঠা কাল্পনিক গল্প, অলৌকিক কাহিনী ও 
বুদ্ধিবিভ্রম ঘটাবার মতো. ঘটনাবলী কল্পকাহিনীতে ভরপুর থাকে৷ তাতে 
প্রয়োজনীয় বিষয়সমূহের দুঃখজনক ঘাটতি পরিলক্ষিত হয়। ভারতীয় 
উপমহাদেশের একজন খ্যাতনামা এঁতিহাসিক, যিনি স্বীয় জ্ঞানভাণ্ডার সমৃদ্ধকরুণ 
ও গ্রন্থ প্রণয়নের আবশ্যকতা পূরণের উদ্দেশ্যে ভারতীয় উপমহাদেশের 
ইতিহাসের এত ব্যাপক অধ্যয়ন করেছেন যার দ্বিতীয় কোন নযীর বর্তমান যুগে 
মেলা দুরূহ। এই বিখ্যাত গ্রন্থ প্রণেতা ও এঁতিহাসিক ভারতবর্ষের বিশিষ্ট ও 
প্রখ্যাত লোকদের জীবনী আটটি বিরাট খণ্ডে সমাপ্ত করেছেন; তাকেও | 
উপায়ে অভিযোগ পেশ করতে দেখা গেছে £ ৪ 


‘দেশের জন্য কি পরিহাস দেখুন, প্রথম থেকে আজ পর্যন্ত ভারতীয় 
উপমহাদেশের শত শত ইতিহাস লেখা হয়েছে এবং বিভিন্ন শিরোনামে লেখা 
হয়েছে, কিন্তু এগুলোর ভেতর কোন গ্রন্থই এঁতিহাসিকের বিশুদ্ধ মানদণ্ডে উত্তীর্ণ 
হয় না? যে কোন কিতাব হাতে নিন, মনে হবে-যদিও যুদ্ধের ময়দান ও বিলাস 
মাহফিলের গল্প-কাহিনী, বিউশল ও কাড়া-নাকাড়ার বর্ণনা থেকে এর কোন কোন. 
পৃষ্ঠা মুক্ত-কিন্তু বাদ্যযন্ত্রের ঝংকার থেকে তা আদৌ মুক্ত নয়। ছন্দোবদ্ধ বাণী ও 
অলংকার-সমৃদ্ধ গাথার কীটাবর্ণে আপনার আচল জড়িয়েও আপনি তা খুঁজে 
পাবেন না! এমতাবস্থায় কী করে আশা করা যায় যে; আমরা আমাদের মহান . 
পূর্বপুরুষদের জ্ঞান-সমৃদ্ধ জীবনের সঠিক চিত্র ক্রটিমুক্ত খ্যালবামে পাব? এসব 
বুযুর্ণের কিছু কিছু জীবনী-গ্রন্থ পাওয়া যায় যাঁরা তরীকতের কোন না কোন 
সিলসিলার সঙ্গে যুক্ত ও সম্পৃক্ত ছিলেন। কিন্তু এ এক নিদারুণ পরিহাস 
যে,আপনি যদি সেসব গ্রন্থ থেকে তীদের নাম ও বংশ-পরিচয়, লালন-পালন, 
শিক্ষা-দীক্ষা, জীবনযাপন ও জ্ঞান-সাধনা সম্পর্কে পর্যালোচনা ও বিশ্লেষণ করতে 
চান তবে একটি শব্দও তাতে পাবেন না । কাড়া-নাকাড়ার ও রণদামামার কাজ 
এখানে অবশ্য নেই, কিনতু বাদ্যযন্ত্রের ঝংকার থেকে এর একটি পৃষ্ঠাও আপনি মুক্ত 
পাবেন না। দেখা যায়, এ সব গ্ন্থকারের সকল শক্তি ব্যরিত হয়েছে এ সব মহান 
বুষুর্ের কাশৃফ ও কারামাত তথা অলৌকিক কাহিনীর বর্ণনায় এবং তাদেরকে এই 
পর্যায়ে উপনীত করবার প্রচেষ্টা চালানো হয়েছে যেন তারা রক্ত-মাংসে গড়া 
মানুষের উর্ধ্বের অপর কোন সৃষ্টি; আদৌ এ জগতের কেউ নন। মনে হয় তারা 
খান না, পান করেন না, শয়ন করেন না এবং মানবীয় বৈশিষ্ট্য ও জ্ঞান-সাধনার . 
সাথে তাদের কোন সম্পর্ক কিংবা প্রয়োজনীয়তা নেই। তাদের কাজ শুধু যেন এই 


| (তের) 
" যে, ভীরা: আল্লাহর সৃষ্টি প্রাকৃতিক বিধান সর্বদাই ভেঙে-চুরে খান খান করে 
যাবেন এবং প্রাণীজগত, উদ্ভিদ জগত+ও বস্তু জগতের চারটি মৌলিক পদার্থের - 
(আগুন, পানি, বাতাস ও মাটি) ওপর যে কোন উপায়ে নিজেদের শাসন কর্তৃত্ব 
চালিয়ে যাবেন” .. | 

এ মুতুর্তে আপনি যদি এর বাস্তব অভিজ্ঞতা লাভ করতে চান তবে ভারতীয় 
উপমহাদেশের চিশতিয়া সিলসিলার প্রতিষ্ঠাতা বরং আর এক দিক থেকে এ 
উপমহাদেশে ইসলামী সিলসিলার প্রতিষ্ঠাতা হযরত খাজা মু'ঈনউদ্দিন চিশতী 
রে) এর জীবন-চরিত সম্পর্কিত কিতাবাদি অধ্যয়ন করুন এবং ভা থেকে সংক্ষিপ্ত . 
কোন জীবনী প্রণয়নে প্রয়াসী হোন, সম্ভবত আপনার মনে হবে, যুগটা যেন 
ইসলামের প্রাথমিক যুগ; গ্রন্থ রচনা ও কিতাবাদি প্রণয়ন যুগের সূচনাই যেন 
হন নবাব ঘটনা কিছু তা নয় কেননা এ যুগেই আমরা কাথী মিনহাজ উদ্দীন. 

‘উছমানী জুযেজানীর তাবাকাতে. নাসিরী এবং -নুরউদ্দীন-আওফীর কিতাব 

‘লুবাবুল আলবাব'-এর সাক্ষাত পাই । এ দুটো কিতাবই হিজরী সপ্তম শতাব্দীর 
রচনা । আর যদি তা কোন মতে মেনেও নেওয়া হয় তবে এ ব্যাপারে কী বলা 
যাবে যে, শায়খুল ইসলাম হযরত বাহাউদ্দীন যাকারিয়া মূলতানী (র), যিনি 
- ছিলেন একজন মহান আধ্যাত্মিক নেতা ও অত্যন্ত শ্রদ্ধেয় সংস্কারক-যিনি তীর 
. যুগকে গভীরভাবে প্রভাবিত করেছিলেন এবং এমন একটি শহরে জীবনপাত 
করেছিলেন যা ছিল সে যুগের ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ শিক্ষাকেন্দ্র, যে যুগে 
" রাজনৈতিক অবস্থার ভেতর ভারসাম্য ও স্থায়িত্ব সৃষ্টি হয়েছিল, কিন্তু তথাপিও এই 
মহান ব্যক্তিত্বের জীবন-চরিত লিখতে গিয়ে এবং তীর কার্যাবলীর ইতিহাস 
“প্রণয়ন করতে গিয়ে প্রয়োজনীয় উপকরণের ঘাটতি পরিলক্ষিত হয়, অথচ তাতে 
অভুত ও অলৌকিক কাহিনী এবং কাশৃফ ও কারামতের ঘটনাবনীর কোন কমতি 
দেখা যায় না। . 
ও এদিক থেকে হযরত সুলতানুল মাশায়িখ খাজা নিজাযুদ্দীন আওলিয়া রে) 
এবং হযরত মাখদুমুল মুল্‌ক শায়খ শরফুদ্দীন ইয়াহইয়া মুনায়রী রে) যৌরা 
হিজরী অষ্টম শতাব্দীর দু'জন নামকরা ব্যক্তিত্ব এবং মহান আধ্যাত্মিক নেতা ও 
সংস্কারক) বিশেষ বৈশিষ্ট্য ও স্বাতন্ত্যের অধিকারী ছিলেন। কয়েক শতাব্দী পর্যন্ত 
কোন তরীকতপন্থী নেতার এবং কোন ধৰ্মীয় ব্যক্তিত্বের জীবন-বৃত্তান্তই এতখানি 
আলোকোজ্জ্বল নয় যতখানি এ দু'জন মহান বুযুৰ্গের । এ উপকরণ এদিক থেকেও 
বিশেষ বৈশিষ্ট্যের দাবিদার যে, সেগুলো এঁদের মলফুযাত ও চিঠিপত্রাদি 


'_. (মকতুবাত) থেকে অথবা সমসাময়িক ইতিহাস এবং ভাঁদের খাদেম ও 


মুরীদানদের লিখিত কিতাবাদি' থেকে সংগৃহীত হয়েছে। এদিক দিয়ে 
এতিহাসিককে এখানে সর্বাপেক্ষা কম সমস্যা ও সংকটের সন্মুখীন হতে হয়। 


. চৌদ্দ) 
অবশ্য বাছাই ও পর্যালোচনার কাজ এখানেও অপরিহার্য । কেননা সংঘটিত 
ঘটনাবলী ও সন-তারিখ নিয়ে অত্যন্ত বিশৃঙ্খল ও পরম্পরবিরোধিতা এখানেও 
দৃষ্টিগোচর হয় । | 
| কিনতু এ দু'জন মহান বুয়ুর্গকে বেছে নেবার কারণ এ নয় যে, তাদের সম্পর্কে 
লিখতে গিয়ে এতিহাসিক উপকরণ অত্যন্ত সহজেই হস্তগত হয় | এটা অন্যান্য 
আরো কিছু ব্যক্তিত্বের বেলায়ও প্রযোজ্য । তবে এঁদের বেছে নেবার কারণ হ'ল, 
ভারা ইসলামী রেনেসী তথা পুনর্জাগরণের ইতিহাসে সন্মানিত আসন অধিকার 
“করেন এবং ভারতীয় উপমহাদেশে (যা সপ্তম শতাব্দীর পর থেকে ইসলাম 
জগতের কেন্দ্রবিন্দু এবং নবজাগরণ ও রেনেসী আন্দোলনেরও উৎসভূমি) 
সংস্কারধর্মী আন্দোলনের নেতৃভ্‌ দেন-যা নিজেদের যুগ ও পরবর্তী বংশধরদের , 
সর্বাধিক প্রভাবিত করেছে। 

জীবন-বৃত্তান্ত ও শিক্ষামালা বাছাই ও নির্বাচনের ক্ষেত্রে গ্রন্থকার সব সময়ই 
সেসব অনুচ্ছেদ ও অধ্যায়গুলোকে অধিকতর গুরুত্ব দিয়েছেন যা বর্তমান: 
বংশধরদের জন্য উপকারী, শিক্ষণীয়, অনুকরণীয়, সাধারণের পক্ষে বোধগম্য ও 
চিত্তাকৰ্ষক এবং যাতে ভুল বোঝারুঝি ও গলদ আচরণের সম্ভাবনা কম এবং যা 
কাল্পনিক ও নৈতিক দর্শনের সঙ্গে কম সম্পর্কমুক্ত। কেননা ঈমান ও একীন, 
.হইশৃক ও মুহববত, রাসূল কারীম (স)-এর বাস্তব জীবনাদর্শ (সুন্নত) অনুসরণের 
প্রেরণা ও আবেগ, অটুট সংকল্প ও উচ্চ মনোবল, দাওয়াত ও তবলীগের প্রতি 
আগ্রহ, আমল ও আখলাকের সংস্কার, বিশুদ্ধ “ইলম ও ধর্মীয় বিধান অধ্যয়ন ও 
অনুসরণই ছিল এঁ সমস্ত বুযুর্গের আসল সম্পূদ এবং তীদের জীবনেতিহাসের 
আসল পয়ণাম। | - 

সম্ভবত গরস্থকারে অন্যান্য ব্যস্ততা এবং এমন সব কাজ-কর্ম যা কোন দিনই 
শেষ হবার নয়-এত সতুর বর্তমান কিতাবকে পরিপূর্ণতায় পৌঁছবার সুযোগ দিত 
না, যদি স্বীয় জন্মভূমি রোয়বেরেলী)-র সাই নদীর বন্যা একটা গ্রামে 
মেয়দানপুর) গ্রন্থকারকে বন্দী করে এর প্রয়োজনীয় উপায়-উপকরণ যুগিয়ে না 
দিত। ফলে যে কাজে মাসের পর মাস লেগে যেত সে কাজ আল্লাহ্‌র ফযলে 
কয়েক সপ্তাহের ভেতরই হয়ে গেল। “আল্লাহর সেনাবাহিনী আসমান-যমীনের 

সর্বত্র ছড়িয়ে রয়েছে?” . 

'্রন্থকারের এটা নৈতিক দায়িত্ব বন্ধু ও সহযোগীদের শুকরিয়া আদায় করা! 
প্রাচীন উৎসের. ভেতর গ্রন্থকার সর্বাপেক্ষা অধিক কৃতজ্ঞ “সিয়ারুল আওলিয়া" 
প্রণেতা আমীর খোর্দ এবং ‘ফাওয়ায়েদুল ফুওয়াদ’ গ্রন্থের প্রণেতা আমীর হাসান 
‘আলা সিজযীর নিকট খারা হযরত খাজা নিজামুদ্দীন (র)-এর জীবন-বৃত্তান্ত ও 

শিক্ষামালার সর্বাধিক বিস্তৃত ও নির্ভরযোগ্য উপকরণ সরবরাহ করেছেন। আমি 


| (পেনর) 

হযরত মাখদুমুল মুলক শরফুদ্দীন বিহারী (র)-এর জীবনীমালার ভেতর 'সীরাতুশ্‌ 
শরফ’ থেকে. বিরাট সাহায্য ও দিক-নির্দেশনা লাভ করেছি এবং এ থেকে 
* প্রাচীনতম উৎসের সন্ধান পেয়েছি। মাওলানা সাইয়েদ মানাধির আহসান গিলানী 
(র)-এর রচিত গ্রন্থ্রাজির অধ্যায়গ্ুলো বরাবরের মত আমার জন্য বিরাট 
উপকারী ও সহায়ক প্রমাণিত হয়েছে শ্রদ্ধেয় ওয়ালিদ সাহেব মাওলানা হারিম 
সাইয়েদ “আবদুল হাই রে)-এর মুল্যবান গ্রন্থ 'নুষহাতুল খাওয়াতির' স্বাভাবিক 
নিয়মেই ইতিহাস ও তাযকিরার একটি বিশ্বকোষের কাঁজ দিয়েছে এবং গ্রন্থকার 
এ থেকে এভাবে সাহায্য ও সহায়তা নিয়েছেন, এর দিকে হাত বাড়িয়েছেন এত 
বারবার যেমন কোন ছাত্র বারবার অভিধানের শরণাপন্ন হয়ে থাকে । এ বিষয়ের 
ওপর ব্যাপক অধ্যয়নের পর পরিমাপ করতে পেরেছি, তাঁর দৃষ্টি কত বিস্তৃত ও 
গভীর এবং তার নির্বাচন ও রুটি কত পবিত্র ও শালীন ছিল! : . 

আমি সহযোগী বন্ধুদের মধ্যে জনাব মাওলানা সাইয়েদ নাজমুল হুদা সাহেব 
নদভী দসনবী ও বন্ধুবর মওলবী মুরাদুল্লাহ্‌ সাহেব সুনায়রী নদভীর নিকট অত্যন্ত 
কৃতজ্ঞ যারা হযরত মাখদুমুল মুলুক (র)-এর জীবন-কাহিনী ও রচলাবলীর মধ্যে 
কতক দুষ্প্রাপ্য বিষয় আমাকে যোগান দিয়েছেন। বন্ধুবর মওলবী শাহ্‌ শার্বীর 
“আতা নদভী (যিনি ইতিহাস ও জ্ঞানগত. বিষয়ে গভীর আগ্রহ তীর স্বনামখ্যাত 
পিতা থেকে উত্তরাধিকারসূত্রে পেয়েছিলেন) থেকেও কতক জরুরী বিষয়ে 
সহায়তা পেয়েছি। ভাগ্যবান বন্ধুবর সাইয়েদ সুশারররাফ ‘আলী নদভীও 
্রন্থকারের শুকরিয়া পাবার হকদার । এ গ্রন্থকার বর্তমান পুস্তকের বিরাট অংশ 
রচনা করেন এবং প্রিয় বন্ধু অত্যন্ত সাহসিকতা ও কঠোর পরিশ্রমের সাথে তা 
লিপিবদ্ধ করেন। মওলবী ইকবাল আহমদ সাহেব আ‘জমীও শুকরিয়া পাওয়ার 
হার নি ময় অলময়ে আমাকে নানা সাহাব্য-সহযোগিতা এন করেছেন। 
আল্লাহ্‌ তা'আলা এসব বুযুর্গ ও বন্ধুদের উপযুক্ত শুভ প্রতিদান দিন এবং তদের 
আমলকে করুল করুন। , 

প্রথম থেকে শেবাবধি আল্লাহ্‌র যাবতীয় প্রশংসা, তারই শ্রেষ্ঠ সৃষ্টি মুহাম্মদ 
(স), তাঁর বংশধর, সাহাবীকুল ও সমগ্রের ওপর মহান আল্লাহ্‌র রহমত বর্ষিত 
হোক। 

মারকাযে দা'ওয়াতে ইসলাহ্‌ ও . আবুল হাসান ‘আলী 


তবলীগ, লাখনৌ ১১ সফর, ১৩৮২ হিজরী . 
+ . | ২৪ জুলাই, ১৯৬২ ঈসায়ী 


সৃচীপত্ 


প্রথম অধ্যায় 
অর না হেব 
ইসলামী বিশ্বের আধ্যাত্মিক ও মনস্তাত্ির কেন্দ্র 
মুসলিম ভারতের স্থপতি 
ভারতবর্ষের সাথে চিশ্তিয়াদের প্রাথমিক সম্পর্ক 
হুযরত খাজা খুঈনুদ্দীন চিশতী (র) - 
খাজা কুত্রুদ্দীন বখতিয়ার কাকী রে) 
হযরত খাজা ফরীদুদ্দীন গঞ্জে শকর (র) 


হযরত শায়খ খাজা নিজামুদ্দীন আওলিয়া বে 
দ্বিতীয় অধ্যায় -: -:.. 
সুনান মাশায়িখ হযরত নিজাযুদীন আওিয় 4 )-এর = 
জীবনী ও কামালিয়াত - 


প্রাথমিক শিক্ষা ও প্রশিক্ষণ, 
ূ্‌ কঠোর দারিত্য.ও মায়ের প্রশিক্ষণ 


শায়খুল কবীর হযরত শায়খ ফরীদ (র)- এর সাথে সম্পর্ক এবং. . তো . 


আন্তরিক মিল-মুহববত 


সংগ্রামী সাধক (তয় খণ্ড)-২ 


পঠা 


৯ 
২২৯ 
৩০, 
; ৬১ 


৩৩ 


৪১ 


(আঠার) 
বিষয় 
মায়ের স্মৃতি স্মরণ 


আল্লাহ্‌র প্রতি মা'য়ের যাকীন ও তাওয়াক্ধুল | 


একটি ভুল আকাজ্া . 
আজুদহনে প্রথমবার উপস্থিতি 
প্রার্থী, না প্রার্থনা পুরণকারী? 
মুর নকে সাদরে হণ 


শিক্ষার ধারাক্রম অন্যাহত অথবা পরি 
শায়খুল কবীর (র) থেকে দর্স গ্রহণ 


জমি-জায়গা ও অতিরিজ ধন-সম্পদ থেকে বিরত থাকা : 


ফকীরের শাহী দন্তরখান 


ডেনিশ) 


“দিল্লীর ধ্বংস 


দোষ গোপন এবং মহত্ব ও উঁদার্য 
ন্নেহপবণতা ও আত্মীয়-কুটুধিতা 
সাধারণের প্রতি সমবেদনা 

ছোটদের প্রতি স্নেহ 


কড়ি) 


চতুর্থ অধ্যায় ও 
| স্বাদ-আহুলাদ ও বাস্তব অবস্থাদি 

প্রেম-মুহব্বত ও স্বাদ-আহ্লাদ' | 

‘সামা’ 

বাদ্যযন্ত্রের প্রতি ঘৃণা ও অবজ্ঞা এবং এর-ওপর নিষেধাজ্ঞা : 

‘সামার মধ্যে হযরত খাজা নিজাযুদীন (র)-এর অবস্থা 


জামা'আতের ব্যবস্থাপনা ও দৃঢ় মনোবল | 
শরীয়তের পাবন্দী এবং সুন্নতের অনুসরণে কর্মপন্থা 


জ্ঞান-বিজ্ঞান ও সাহিত্যের সঙ্গে সম্পর্ক 


হালাল বস্তু আল্লাহর পথে প্রতিবন্ধক নয় 


কে নবি হলে লোন নুহ দিব নয 
র হাকীকত 


ফরয়েখ ও বরকত... 
ঈমানের নব জাগরণ এবং ব্যাপক ও সাধারণ তওবা 


বায়'আত একটি অঙ্গীকার ও পারস্পরিক ওয়াদা.পালনের নাম” 


. ১২১ 


১২২ 


১২৯, 


১৩১ 


১৩৩ 


ূ্‌ (একুশ) 
বিষয় 
সাধারণ ও ব্যাপক বায়'আত-এর হিকমত : - 
জনজীবনে. এর প্রভাব . 
প্রেমের বাজার 
বিশিষ্ট মুরীদ - 
0 সপ্তম অধ্যায় 
খা তা ও আজে মী 
খলীফাদের ধর্মীয় ও সং্কারমূলক খিদমত 
জজ লে দার নিকা ও পানি: 
ইসলামী সালতানাতের পথ প্রদর্শন ও তত্ত্বাবধান 


প্রথম অধ্যায় 


পা রাখা | 


এজাযত লাভ গৰ্যন্ত 


১৬৯ 


১৭০ 


১৭০ 


৯৭৯ 


৯১৭৬ 
‘১৭৩ 
5". ১৭৫ 

"১৭৬ 


(বাইশ) 


বিষয় | পৃষ্ঠা 

ও দ্বিতীয় অধ্যায় 

ভারতবর্ষে ফিরদৌসিয়া সিলসিলা এবং এর মহান বুযুর্গগণ' : 
খাজা নাজমুদ্দীন কুবরা (র) . ১৭৭ 
ভারতীয় উপমহাদেশে কুবরোধী সিলমিলার আগমন ১৭৮ 
ভারতীয় উপমহাদেশে ফিরদৌসিয়া সিলসিলার আগমন ১৭৯ 
খাজা বদরুদ্দীন সমরকন্দী. রে) ১৭৯ 
খাজা রকনুদ্দীন ফিরদৌসী রে) ১৮১ 
খাজা নাজীবুদ্দীন ফিরদৌসী রে) ১৮২ 
| __. তৃতীয় অধ্যায় | 
মুজাহাদা, নির্জনবাস, লোকালয়ে অবস্থান এবং ইরশাদ ও প্রশিক্ষণ 

দিল্লী থেকে প্রত্যাবর্তন ১৮৪ 
প্রেমের উচ্ছাস ৯৮৪ 
রাজগীরের জঙ্গলে ১৮৫ 
বিহারে বসবাস এবং খানকাহ্‌ নির্মাণ ১৮৬ 
উপদেশ ও হিদায়াত প্রদান ১৮৯ 

চতুর্থ অধ্যায় 

গুণাবলী ও বৈশিষ্ট্যসমূহ 
১৯১ 
আখলাক ও মহান চরিত্র ১৯৩ 
স্নেহ ও করুণা ১৯৫ 
দুনিয়ার সাথে সম্পর্কহীনতা ১৯৬ 
হিম্মত ১৯৭ 
তাজরীদ ও তাফরীদ ১৯৮ 
সৎকাজে আদেশ এবং মুসলমানদের ও কার্যকলাপ 

সম্পর্কে চিন্তা-ভ সৰহ ২০০ 
সুন্নতের অনুসরণ ২০০ 

পঞ্চম অধ্যায় 

ওফাত 

সালাতে জানাযা ও দাফন . ২১৩ 
সম্তান-সম্ততি ও বংশধর ২১৪ 
বিশিষ্ট খলীফা এবং মুরীদবর্গ ২১৫ 


(তেইশ) 


বিষয় 

ত.. ষষ্ঠ অধ্যায় 
মকতুবাত 

মকতৃবাত তীর শিক্ষা ও সাহিত্য কর্ম 


চিঠিপত্র (মেকতুবাত) সংকলন এবং যাকে লেখা হয়েছে 
রচনার উৎস 


সতর্ক দিল 
মুহবরতের রাজত্ব | 
নবম অধ্যায় . 


বিশ্লেষণসমূহ ও উচ্চতম জ্ঞান 
উচ্চতম ও সূন্ম জ্ঞান ও নিবন্ধসমূহ 
ওয়াহ্দাতুশ শুহুদ 
পরিবর্তন ও বিবর্তন গুণাবলীর মধ্যে, সত্তার মধ্যে নয় 
দ্ৰুতগতিসম্পন্ন বস্তুর নড়া-চড়া চোখে পড়ে না 


২৪৩ 


২৪৪ 


২৪৬ 


চেবিবশ) 


বিষয় | পৃষ্ঠা 
প্রবৃত্তিজাত কামনা-বাসনার উৎসাদন আসল উদ্দেশ্য ও লক্ষ্য নয়, 

উদ্দেশ্য ও লক্ষ্য হ'ল তাকে পরাভৃতকরণ | ২৪৭ 
.কারামতও এক প্রকার মূর্তি EEN ও ২ এ Lt 
কাশ্ফ;কারামত ও ইস্তিদরাজ -. - :.. ০.2: এ ০ ৯8৯ 
সেবার মর্যাদা 5৫০ 
নিফ্সঃ সংশোধনের তথা ইসলাছে সহ" এর-মানদণ্ড ২৫০ 

দীনের হেফাজত ও শরীয়তের সাহায্য-সমর্থন : 

একটি সংস্কার ও সংশোধনমূলক কাজ ৫২ 
দিনার রা থেকে তের মর্যাদা উত্তম 7 ২৫৩ 
জীবনের সাধনা থেকেও উত্তম | ; ২৫৫ 
আধিয়ায়ে কিরামের দেহ আর আওলিয়ার আত্মা :  : ২৫৬ 
শরীয়তের পূর্ণ পাবন্দী সর্বাবস্থায় অপরিহার্য = ২৫৬ 
শরীয়তের স্থায়িত্বের গোপন রহস্য ২৫৮ 
একটি পরিপূর্ণ দৃষ্টান্ত Ce ২৫৮ 
উলামা ও কামিল বুযুর্গগণের আদর্শ 7% ০৪ ০২৬০ 
শরীয়তের শর্ত ০ ০৮০, ৬১ 


মুহাম্মদ (স)-এর পদাংক অনুসরণ ব্যতিরেকে গত্যন্তর নেই ২২৬১ 
ফিরদৌসিয়া সিলসিলার প্রচার এবং এর কতিপয় কেন্্র:- :-:. ২৬২. 
হযরত মাখদুম সাহেব (র)-এর দোহা ও হিন্দী প্রবাদ বাক্য. :- ২৬২. 


সংগ্রামী সাধকদের ইতিহাস 


[ওয় খণ্ড] 


ইসলামী বিশ্বের আধ্যাত্মিক ও মনস্তাত্বিক কেন্দ্র 

হিজরী ষষ্ঠ শতাব্দী (খ্রিস্টীয় ১২শ শতাব্দী) ইসলামের ইতিহাসে বিশেষ 
গুরুত্বপূর্ণ । এ শতাব্দীর শেষভাগে বিশাল বিস্তৃত ইসলামী বিশ্বে এমন এক 
সুবিশাল নতুন রাষ্ট্রের বিকাশ ও বিস্তৃতি ঘটেছিল যা প্রাকৃতিক সম্পদ, মানবীয় 
যোগ্যতা ও প্রতিভায়- ছিল পরিপূর্ণ এবং ষার ললাটে নিকট-ভবিষ্যতে ইসলামের 
বিপ্লবী দাওয়াত ও পয়গামের বিশ্বজয়ী কেন্দ্র ও ইসলামী জ্ঞান-ভাণ্ডারের রক্ষক ও 
আমানতদার হওয়ার কথা লেখা ছিল। 

এ শতাব্দীর প্রাঞ্কালেই অর্ধবন্য তাতারীদের আক্রমণ সমগ্র মুসলিম জাহানের 
ওপর পঙ্গপালের ন্যায় ছড়িয়ে পড়ে । এদের বর্বরতা ও নিষ্ঠুর বন্য অত্যাচারে 
দেশের পর দেশ, সাম্রাজ্যের পর সাম্রাজ্য, শহরের পর শহর, জ্ঞান-বিজ্ঞান ও 

সভ্যতা-সংস্কৃতির পীঠস্থান, শিক্ষায়তন ও আধ্যাত্মিকতার কেন্দ্রভুমিসমূহ 
ধাংলভূণে পরিণত হয়। শহরের শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা, জীবনের অটুট 
বাধন, ভদ্র ও মর্যাদাশীল লোকদের মান-সন্রম সবই ধুলোয় মিশে যায়। বুখারা, 
সমরকন্দ, রে, হামাদীন, জুনষান, কাষভীন, মার্ভ, নিশাপুর, খাওয়ারিষম এবং 
শেষ পর্যন্ত খিলাফতের কেন্দ্র ও ইসলামের আবাসভূমি বাগদাদ এ দুর্যোগ ও 
বিপর্যয়ের শিকারে পরিণত হয় এবং তার অতীত ও সুপ্রাচীন সভ্যতা ও সংস্কৃতি 


২৮ সংগ্রামী সাধকদের ইতিহাস 


ধ্বংসন্তূপে পরিণত হয়। এরূপ আকস্মিক: বিপদ ও দুর্যোগের শিকারে পরিণত 
হয়ে মুসলিম জাহানের ভিত্তি নড়বড়ে হয়ে ওঠে এবং সমগ্র প্রাচীন ইসলামী 
বিশ্বের ওপর রাজনৈতিক অবক্ষয়, চিন্তা ও জ্ঞান-বিজ্ঞানের ক্ষেত্রে বিপর্যয় নেমে 
আসে। এ সময় সমগ্র মুসলিম বিশ্বে ভারতবর্ষই কেবল একটি মাত্র দেশ যা 
দুনিয়াব্যাপী এ অশুভ ফিতনা ও-বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেয়েছিল। এখানে 
তখন প্রাণবন্ত, শক্তিশালী, অত্যুৎসাহী, আবেগদীগু তুকী বংশোদ্ভুত লোকদের 
রাজতু চলছিল যারা এঁ সমস্ত তাতার ও“মোগলদের আক্রমণের অত্যন্ত 
সাফল্যজনকভাবে সুকাবিলা করতে সক্ষম ছিলেন। তারা নিজেদের ঈমানী শক্তি 
ও ইসলামের নবোদ্দীপ্ত উৎসাহ আবেগের ভিত্তিতে সমর শক্তি, রণকৌশল ও 
সাহসিকতায় কেবল ওদের সমকক্ষই ছিলেন না, বরং তুলনামূলকভাবে শ্রেষ্ঠতর 
ছিলেন। তাতার ও মোগল,বাহিনী বারবার ভারতবর্ষের ওপর হামলা চালাতে 
থাকে এবং প্রতিবারই প্রচণ্ড মার খেয়ে পিছু হটতে থাকে । একমাত্র সুলতান 
আলাউদ্দীন খিলজীর রাজতৃকালেই চেঙ্গিয খানের বংশধর মোগলরা' পাঁচবার 
ভারতবর্ষ আক্রমণ করে। প্রথম আক্রমণ ঘটে-৬৯৬ হিজরীতে এবং চতুর্থ ও 
পঞ্চম আক্রমণ পরিচালনাকালে সুলতানের পক্ষ থেকে মালিক তুগলক (মালিক 
গাধী) এমন বীরত্ব ও রণনৈপুণ্য প্রদর্শন করেন এবং মোগলদের এমনভাবে 
পরাজিত করেন যে, সেদিন থেকে ভারতবর্ষের স্বপ্ন মোগলদের মন-মগজ- থেকে 
" উঠে খায় এবং তাদের লোভাতুর দৃষ্টি চিরদিনের তরে ঘোলাটে ও নিশা হযে 
ও ‘আকীদা ছিল অত্যন্ত প্রিয় বসু ৷ তাঁদের মধ্যে যারা শ্রেষ্ঠ ও মহতম হৃদয় ও 
লাভে বঞ্চিত হয়ে অরশেষে শান্ত ও নিরাপদ ইসলামের এই নতুন আবাসভূমি 


ভারতবর্ষের দিকে দলে দলে হিজরত করতে শুরু করে। যোগ্যতম ও প্রতিভাবান 


ব্যক্তিদের অভিজাত. ও জব পরিবারবর্গের হিজরতকারী এ কাফেলা বন্যার বেগে 
ইরান, তুরবিস্তান, ইরাক থেকে ভারতবর্ষের দিকে আছড়ে পড়তে থাকে, যার ফলে 
দিল্লী একটি আন্তর্জাতিক শহরে- এককালের মুসলিম সাম্রাজ্যের গৌরব বাগদাদ 
ও কর্জোভার ঈর্ষার বস্তুতে পরিণত হয় । শুধু দিল্লীই নয় বরং ভারতবর্ষের অন্যান্য 
শহর ও শ্রহরতলী পর্যন্ত সিরাজ ও ইয়ামানের সমকক্ষতা লাভ করে। ভারতবর্ষের 


প্রখ্যাত এঁতিহাসিক যিয়াউদ্দীন -বারনী প্রমুখ এ সমস্ত অভিজাত ও সন্তাত্ত 
১, মুনতাখাবুত্তাওয়ারীখ, পৃ. ১৮৬ ও তারীখে ফীরোযশাহী, এতিহাসিক যিয়াউদ্দীন বারনীকৃত, পৃ. ২৫১, 


৩০২, ৩২০ ও ৩২৩ ৷ 


ভারতবর্ষে চিশতিয়া সিলসিলা-ও এ সিলসিলার শ্রেষ্ঠতম বুমুর্গগণ ২৯ 


বংশ-গোত্রের “খ্যাতনামা শিক্ষকমণ্ডলীর, -সশহুর উলামায়ে কিরাম ও 
গন্তিতমপ্ডলীর, ইসলামের সুমহান ও শ্রেষ্ঠতম বুযুর্গ ও মনীষীদের নামের যে 
তালিকা পেশ করেছেন খীরা তাতারী ফিতনার পরিণতিতে ভারতবর্ষে হিজরত 
করতে বাধ্য হয়েছিলেন এবং পরে এখানে শিক্ষকতা ও ধর্মপ্রচার তথা জনগণের 
ব্যাপক আত্মশুদ্ধির অভিযানে মনোনিবেশ করেছিলেন। অধিকন্তু সাম্রাজ্যের 
খুকিপূ্ণ দায়িত্বও সামলিয়ে ছিলেন এবং হীরা ছিলেন সাম্রাজ্যের গৌরব ও - 
সৌন্দর্যের কেন্দ্রবিন্দু, ভাতে মনে হয় তখন সমগ্র ইসলামী বিশ্বের আভিজাত্য, 
মর্যাদা ও মহত্বের এখানেই যেন সমাবেশ ঘটেছিল।* 
এই: বিপ্লবের ফলে ভারতবর্ষ শুধু মুসলিম জাহানের একটি গুরুত্বপূর্ণ ও 
| অপরিহার্য অংশেই পরিণত হয় নাই, বরং ইতিহাসের সুস্পষ্ট ই্িত এদিকেই ছিল 
যে, সে ভোরতবর্ষ) ইসলামের চিন্তা ও আত্মিক শক্তি; জ্ঞান-বিজ্ঞানের বিপ্লব ও 
পুনরুজ্জীবনেরও নতুন্তর কেন্দ্রে পরিণত. হতে যাচ্ছে। উপরত্ু ইসলামের 
জ্ঞান-গবেষণা? ঈমানের বিপ্লবী দাওয়াত. ও আকীদার অটুট. ও দৃঢ়সংরুল্পের 


আবিষ্কার থেকে কম গুরুত্পূর্ণ ছিল না। হিজরীর প্রথম শতাব্দীতেই এখানে 


ইসলামের উৎসাহদীপ্ত কাফেলার আগমন ঘটেছিল এবং ৯৩ হিজরীতে ইসলামের 
বীর সন্তান মুহাম্মদ ইবন কাসিম ছাকাফী সিন্ধু থেকে সুলতান অবধি সমগ্র এলাকা 


মুবান্িগ্বৃন্দের কেন্দ্র ও খানকাহ্সমূহ স্থাপিত 'হয়ে গিয়েছিল এবং সেগুলো 


" অন্ধকার রাত্রিতে প্রান্তরের মধ্যে ক্ষুদ্র প্রদীপের ন্যায় আলো বিকিরণ করছিল। 


হিজরী) ৷ আর এখানে আধ্যাত্মিক, নৈতিক ও ঈমানী বিজয় প্রতিষ্ঠার মূল স্থপতি 
হচ্ছেন শায়খুল ইসলাম হযরত খাজা মুস্নুদদীন চিশতী রে) (৬২৭ হি)। 
১, তারীখে ক্ীরোযশাহী দ্রব্য ৪ পৃ. ১১১ ও ১১২। | | 


৩০ সংগ্রামী সাধকদের ইতিহাস 


ভারতবর্ষে বিজয়ের প্রাক্কালেই ইসলামের প্রসিদ্ধ চারটি আধ্যাত্মিক সিলসিলা 
কাদিরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া ও সুহরাওয়ার্দিয়া তরীকা জন্মলাভ করেছিল 
এবং বেশ কিছুকাল থেকেই ফলে-ফুলে সজীব ও প্রাণবন্ত হয়ে উঠছিল । নিজস্ব 
সময় ও সুযোগ সুতাবিক - এদের প্রত্যেকটিরই ফয়েয ও বরকত ভারতবর্ষে 
পৌছে যার এবং ভারতবর্ষের ইসলামী সভ্যতা ও সংস্কৃতির ভিত্তি ও কাঠামো 
নির্মাণে সবগুলো সিলসিলারই যৌথ অবদান রয়েছে। আল্লাহ্‌ পাকও তাঁদের 
প্রচেষ্টাকে ধন্য করেছেন। কিন্তু ভারতবর্ষের আধ্যাত্মিক বিজয়ে এবং এখানে 
ইসলামের চারা রোপণে (যার ছায়া ও ফল লাভে দুনিয়ার একটি বিরাট অংশ 
উপকৃত হতে যাচ্ছিল) আল্লাহ্‌র কুদরতী বিধান চিশতিয়া সিলসিলাকে বেছে 
নিয়েছিল। “আর তোমার প্রতিপালক যা ইচ্ছা পয়দা করেন ও যেমনটি ইচ্ছে। 
বাছাই করেন।” (আল-কুরআন) 
আল্লাহ্‌র এ সমস্ত গুপ্ত রহস্য ছাড়াও চিশতিয়া তরীকার ওপর আমাদের এ 
দেশের প্রতিবেশীসুলভ অধিকারও ছিল। চিশতিয়া তরীকার সিলসিলা আমাদের 
দেশেরই প্রতিবেশী রাষ্ট্র ইরানে উজ্জ্বলতররূপে বিকশিত হচ্ছিল । স্বীয় 
সংবেদনশীল মেযাজ, প্রেম ও ভালবাসা ভিত্তিক হবার কারণে যা চিশতিয়া 
তরীকার মৌলিক পুঁজি ও মুলধনও বটে, এ সিলসিলা ভারতবর্ষের অধিবাসীবৃন্দের 
অন্তর-মন জয় এবং স্বীয় প্রেমে পাগলপারা ও মাতোয়ারা করতে যে অত্যন্ত 
সহজেই সক্ষম হবে এটা অত্যত্ত.স্বাভাবিক। কেননা প্রাচীনকাল থেকেই ভারত 
ভূমির প্রাণস্ ও কাঠামো প্রেম ও বেদনার জারক রসে সঞ্জীবিত। 
উপরে উল্লিখিত জানা-অজানা গুড় রহস্য ও কৌশলসমূহের কারণে আল্লাহ্‌ . 
তার প্রাকৃতিক বিধান অনুযায়ীই ভারতবর্ষের বুকে ইসলামের পরিচিতি ও 
পরিবর্তনের গায়েবী ইঙ্গিত আসে। সর্বাথে চিশতিয়া তরীকার যে বুযর্গ সাধক 
মুহাম্মাদ চিশতী” যীর দু'আ, পবিত্র ও বরকতময় অস্তিত্ব সুলতান মাহমুদ 
>. খাজা আবু মুহাম্মাদ চিশতী (মৃত্যু ৪০৯ অথবা ৪১১ হিজরীতে) খাজা আবূ আহমাদ চিশতীর পুত্র ও 
খলীফা ছিলেন যিনি খাজা আরু ইসহাক শামীর সর্বপ্রধান খলীফা এবং খাজা নাসিরুদীন আবু মূসুফের 
পীর ও মুরশিদ ছিলেন। খাজা নাসিরুদ্দীন আৰু যুসুফ আবার খাজা কুতুবদ্দীন মওদুদ (র)-এর পীর 
এব ভিনি খোজা বুদ ও চিশতী) হাজী শরীক বনানীর দীর; হাজী শরীফ নার 


ছিলেন 
বা হযরত খাজা হারনী এবং খাজা উছমান হারূনীর খলীফা হযরত খাজা মুঈনুদ্দীন 
র্ে। - 


ভারতবর্ষে চিশতিয়া সিলসিলা ও এ সিলসিলার শ্রেষ্ঠতম বুযুর্গগণ ৩১ 


গযনভীর ধারাবাহিক বিজয়ের পেছনে সদা ক্রিয়াশীল ছিল। মাওলানা জামী 
'লাফাহাতুল উনস’ নামক গ্রন্থে বলেন ৪ 

“যখন সুলতান মাহমুদ সোমনাথ” আক্রমণের উদ্দেশ্যে রওয়ানা হন, তখনই 
খাজা আবু মুহাম্মাদ গায়েবী নির্দেশ পান যেন তিনি সুলতান মাহমুদের সাহায্যার্থে 
গমন করেন। 

“তিনি ৭০ বছর বয়সে কতিপয় দরবেশ সাথে নিয়ে রওয়ানা হন এবং 
সেখানে পৌছে স্বয়ং জিহাদে শরীক হন।” 


হযরত খাজা মুঈনুদ্দীন চিশতী (র) 

কিন্তু যেমন সুলতান মাহমুদের রাজনৈতিক বিজয়ের পরিপূর্ণতা : এবং 
ইসলামী সাম্াজ্যের সুদৃঢ় ও মযবুত ভিত্তি প্রতিষ্ঠার: সৌভাগ্য লাভ সুলতান 
শিহাবুদ্দীন মুহাম্মাদ ঘোরীর ভাগ্যে নির্ধারিত ছিল, ঠিক তেমনিই আবু মুহাম্মাদ 
চিশতী (র)-এর মিশনের পূর্ণতা সাধন, ইসলামের ব্যাপক প্রচার ও প্রসার, 
মযবৃতভিত্তিক ইসলামী কেন্দ্র এবং সততা ও হিদায়াতের প্রতিষ্ঠা উক্ত 
সিলসিলারই হারা হা আওলিযাকুল গিরোমনি রত সাজা মুদনুদ্ীন 
চিশতী সিজধী* (র)-এর ভাগ্যে নির্ধারিত হয়েছিল। 

প্রাচীন এঁতিহাসিকগণ (যার মধ্যে ভাবাকাতে নাসিরীর লেখক কাষী 
মিনহাজুদ্দীন “উছমানী জুনজানীও অন্তর্ভুক্ত, যিনি হযরত খাজা সাহেবের অল্পবয়ঙ্ক 


১, সুলতান মাহমুদ ৪১৬ হিজরীতে সোমনাথ আক্রমণ করেন। যদি উল্লিখিত বছর (৪০৯ অথবা ৪১১ 
হিজরী) খাজা আবু মুহাম্মাদ চিশতীর ঠিক মৃত্যু সন হয়ে থাকে তবে এর পূর্বেই তীর মৃত্যু হয়ে 
গিয়েছিল। সম্ভবত মাওলানা জামী “আক্রমণ” দ্বারা ভারতবর্ষের আক্রমণকে বুঝিয়েছেন এবং তিনি 
ভারতবর্ষ আক্রমণকেই সোমনাথ আক্রমণের সমার্থক ভেবেছেন । কেননা সুলতান মাহমুদের একমাত্র 
সোমনাথ বিজয়ই ভারতবর্ষের বাইরে ব্যাপক খ্যাতি ও প্রসিদ্ধি পেয়েছিল। সোমনাথ আক্রমণের 
“পূর্বেই তিনি ৮ বার ভারত আক্রমণ করেন! এর মধ্যে কোন একটিতে (সম্ভবত প্রথম. আক্রমণ 
পরিচালনাকালে) শায়খ আবু মুহাম্মাদ (র) সুলতান: মাহমুদের সঙ্গী ছিলেন! 

২. খাজা সু'ঈনুদ্দীন চিশতী রৈ) স্বীয় জন্মভূমির প্রকৃত নামে সম্পর্কিত হওয়ার কারণে 'সিজযী' হবেন; 
কিন্তু লেখকদের ভুলেই হোক কিংবা সাধারণের উচ্চারণদোষে হোক তিনি ‘সঞ্জরী' হয়ে.গেছেন। 
প্রাচীন পাগুলিপি এবং কবিতা ও গাথা থেকে অবগত হওয়া যায় যে, প্রথমে 'সিজধীই' লেখা হত এবং 
বলা হত। “সিজয' সিজিস্তান-এর দিকে সম্পর্কিত। প্রাচীন ভূগোলবেস্তাগণ একে সাধারণভাবে 
খুরাসান প্রদেশের অন্তর্গত বলে ধরে নেন। বর্তমানে এর অধিকাংশ এলাকাই ইরানের এবং বাকী 
অংশ আফগানিস্তানের অন্তর্গত। এই এলাকার রাজধানী ছিল জরন্জ বার ধ্বংসাবশেষ বর্তমানে 

(বোকী অংশ পরবর্তী পৃষ্ঠায় দেখুন) 


৩২ +: = স্বামী সাধকদের ইতিহাস :-: 


সমসাময়িকও ছিলেন১।). বলেন, হযরত-খাজা সু'নুদ্দীন চিশতী রে) সুলতান 
রায় পাখুরাকে (পৃথিরাজ-*) পরাজিত করেন এবং ভারতবর্ষ বিজয়. সম্পূর্ণ 


| বে নুর বহাল নিকট পাওয়া বার এককালে মিলিন্তানের সীমানা গনী পর্যন্ত বিতত ছিল। 
(আহসানুত-তাকাসীম) : 7 


কোন কোন ভূগোলবেস্তার মতে, 'সিজয' সিজিত্তানের অন্তর্গত একটি বিশেষ জায়গার নাম যার 
দিকে সম্পর্কিত হওয়ার কারণে একজনকে সিজমী বলা চলে! কখনো কখনো সমগ্র সিজিন্তানের দিকে 

“প্রাচ্যের খিলাফতের ভৌগোলিক লীমারেখা'র লেখক মি. জি. বি. ট্রেঞ্জ ৩০ পৃষ্ঠা জুড়ে সিজিস্তানের 
ভৌগোলিক সীমারেখা বর্ণনা করেছেন। এর সংক্ষিপুসার হচ্ছে ‘সিস্তান’ ফরাসী শব্দ, সংগীস্তান থেকে 
উদ্ভূত । আরবরা তাকে সিজিন্তান বলে। উক্ত এলাকার যমীন নীচুতে এবংুদ জেরাহ নামক জায়গার 
পাশে এবং তার পূর্বদিকে অবস্থিত! হিলমন্দ নদীসহ খতত্ুলি নদী উত্ত হ্রদে পতিত হয়, এর সবগুলির 
উৎসমূল এ এলাকাতেই পড়ে! হি 

. ষারসী.ভাবার সিদ্ধানকে নিমরোজ' দক্ষিণাঞ্চলের াষ)-বলা হয়. সিস্তান্তন খুরাসানের 'দক্ষিণে 
অবস্থিত বলে একে দক্ষিণ অঞ্চলের রাষ্ট্র বলা হয়েছে (পৃ. ৫০৩ ও ৫০৪) 5 ২ 
১. কাধী সাহেবের জন্ম ৫৮৯ হিজরীতে হয়েছিল। 1; 7 7 87 
২ পৃথ্থিরাজ অথবা বায়, পাথুরা (১১৭৭-১১৯৪ বরি্টান্দ) সোমেশ্বরের পুত্র ছিলেন-যিনি আজমীরে 
চৌহান রাজবংশের প্রতিষ্ঠাতা অরুনা রাজার পুত্র এবং এ বংশরেরই প্রখ্যাত শাসক ডোগর রাজা ওরফে: 
দলীল দেবের ভাই ছিলেন। দোমেশ্বরের দিল্লীর তুমার রাজপুত নৃপতির বংশ এবং আজমীরের চৌহান 
বংশের ওপর একচ্ছত্র কর্তৃত্ব ছিল। সোমেশ্বর দিল্লীর শেষ-তুমার রাজা আনন্দ পাল (অনঙ্গ পাল)-এর 
জামাতা ছিলেন এবং এই সুবাদে পৃথিরাজ দিশ্লীর শেষ নৃপৃতির দৌহিত্র হন ৷ আনন্দ পালের জীবিত: কোন: 
পুত্রসন্তান ছিল না বিধায় তিনি পৃষ্থিরাজকে পালকপুত্র হিসেবে গৃহণ করেন। ফলে নৃপতির মৃত্যুর পর: 
পৃথিরাজ স্বাভাবিকভাবেই দি্রীর ক্ষমতায় অধিষ্ঠিত হন এবং পৈত্রিক সূত্রে রাজা সোমেশ্বরের মৃত্যুর পর 
আজমীরের শাসনভারও লাভ করেন! এভাবেই রাজা পৃথ্রাজ রাজপুত রাজাদের দু'টি শক্তিশালী কেন্দ্র 
দিল্লী:-ও আজমীরের দিহহাসনের অধিকারী হন। যেহেতু আজমীর ছিল তীর জন্মস্থান ও পৈত্রিক 
আবাসভূমি এবং দাদার সিংহাসনও এখানেই ছিল, তাই মোল আনা সম্ভাবনা:যে, পৃথ্রাজ অধিকাংশ সময় 
আজসীরেই কাটাতেন। আর এ কারণেই সে যুগে আজমীরই ছিল সমণ্ ভারতবর্ষের রাজনীতির 
প্রাণকেন্দ্র ।. ব্যক্তিগতভাবে পৃথ্রাজ অত্যন্ত উৎসাহী ও উচ্চাকাতী-বীর-বাহাদুর এবং অদ্বিতীয় তীক্ষুধী 
রাজপুত ছিলেন,। অনেকগুলি যুদ্ধে তিনি বিজয় শিরোপা. লাভে সুক্ষম,হুন যা শতাব্দীকান পর্যন্ত তীর নাম 
ও খ্যাতিকে অন্নান ও.উজ্জ্বল রেখেছিল. । কনৌজের রাজা জয়চন্স্রের.মেয়ে সংযুক্তাকে স্বয়থর সুভা থেকে 
উঠিয়ে আনার কারণে তিনি জপকথার রাজপুত্র ন্যায় কিংবদন্তী নায়ক হিসেবে উত্তর ভারতের গাথা ও 
কাব্যে স্থান লাভ করেন যা-অদ্যাবধি গীত ও পঠিত হয়ে থাকে" পৃথ্িরাজ স্বীয় রণনৈপুণ্যে, দৃঢ় চেতনায় 
এবং বিবিধ বিজয়ের কারণে-তারতবর্ধের শৈষ দু'জন বাহাদুর রাজপুত এবং শক্তিশালী নৃপতির মধ্যে গণ্য 
হবার, যোগ্য কিনু তীর জীবনের -শেধ পরাজয় তীর মান-মর্যাদা পর্দার অন্তরালে ঠেলে দেয় ১১৯১ 
বি্টান্দে (হিজরী ৫৮৭) যখন সুলতান শিহাবুদ্দীনমুহান্মাদ-খোরী -ভারতবর্ষ আক্রমণ করেন তখন 
পৃথ্িরাজ খানেশ্বর থেকে ১৪ মাইল, দূরে অবস্থিত রাইন: (বর্তমানে ভেলোতী) নামক স্থানে একটি: 
সুসংবন্ধ ও সুশৃঙ্খল সেনাবাহিনী নিয়ে তীর মুকাবিলা করেন এবং সুপতানকে পরাজিত করেন। পরবর্তী 
বহর ১১৯২ খ্রিষ্টাব্দে (হিজরী ৫৮৮) সুলতান বিরটি প্রস্তুতি নিয়ে নব উদ্যমে এক লাখ বিশ হাজার 
সৈন্যসহ দ্বিতীয়বার আক্রমণ করেন। পৃথ্রাজ তিন লাখ ঘোড়সওয়ার এবং তিন হায়ার হাতি সহকারে 
যুদ্ধের ময়দানে অবতীর্ণ হন। ১৫ জন রাজপুত 'রাজাও নিজ নিজ বাহিনীসহ যুদ্ধে উপস্থিত ছিলেন! 
পৃথিরাজ পরাজিত হন এবং বন্দী অবস্থায় নীত ও নিহত হন এভাবেই রাজপুতদের স্বাধীন সুস্রাজ্য এবং 
ভারতবর্ষের প্রাচীনতম শাসনামলের পরিসমান্তি ঘটে । (অধ্যাপক ঈশ্বরী প্রসাদ ও অন্যান্য এ্রতিহাসিক 
.থেকৈ সংক্ষিপ্তভাবে সংকলিত) *: 


ভারতবর্ষে চিশতিয়া সিলসিলা ও এ সিলসিলার শ্রেষ্ঠতম বুযুর্গগণ ৩৩ 


করেন। এ বিজয়ে ভার দুআ ও তাওয়াজ্জুহ এবং আধ্যাত্মিক শক্তির এক বিরাটি 
ভূমিকা ছিল৷" 

পরবর্তীকালে এঁতিহাসিকদের বর্ণনা থেকে জানা যায় যে, হযরত খাজা 
মু'ঈনুদ্দীন চিশতী রে) সুলতান শিহাবুদ্দীন ঘোরীর আক্রমণ পরিচালনার মধ্যবর্তী 
সময়ের (৫৭৯ হিজরী থেকে ৬০২ হিজরী) প্রথমদিকেই আজমীরে যা সে সময়ে 
রাজপুত শক্তি ও সাগ্রাজ্যের এবং হিন্দু ধর্ম ও আধ্যাত্মিকতার একটি বিরাট কেন্দ্র 
ছিল, অবস্থান গ্রহণ করেছিলেন, যখন মুহাম্মাদ ঘোরীর আক্রমণ দ্বারা ভারতবর্ষের 
ভাগ্য নির্ধারিত হয়ে যায়নি এবং যখন তার আক্রমণ পরিচালনা উত্তর-পশ্চিম 
ভারতবর্ষের মধ্যেই সীমাবদ্ধ ছিল। ঠিক এমনি এক মুহূর্তে এমন একটি ঘটনার 
উদ্ভব ঘটে দ্বারা ভারতবর্ষের ভাগ্যের ফয়সালা হয়ে যায়। রাজা পৃথ্বিরাজ কোন 
এক মুসলমানকে (সম্ভবত তীরই দরবারের সাথে সম্পর্কিত কেউ হবেন)- কষ্ট ও 
বিপদের মধ্যে ফেলেন। এর প্রতিকার চেয়ে হযরত খাজা সু-ঈনুদ্দীন চিশতী রে) 
পৃ্থিরাজকে একটি পত্র লিখেন! পৃর্থিরাজ অত্যন্ত গর্বভরে অবমাননাকর ভাষায় 
এ পত্রের জবাবে বলেন, ‘এই লোকটি এখানে আসার পর এমন বড় বড় কথা 
বলে যা কেউ কখনও বলেনি এবং শোনেও নি!” হযরত খাজা মু-ঈনুদ্দীন চিশতী 
(র) এ জবাব শুনে বলেন, ‘আমি পৃথ্থিরাজকে জীবিত বন্দী করে মুহাম্মাদ ঘোরীর 
হাতে তুলে দিলাম!’ এর পরপরই মুহাম্মাদ ঘোরী হামলা করেন। পৃথ্থিরাজ 
সুকাবিলা করেন এবং পরাজিত হন ।5 

যাই হোক, ঘটনার বিবরণে যতটুকু জানা যায় তাতে কোনই সন্দেহ নেই 
যে, হযরত খাজা ফু'ঈনুদ্দীন চিশতী (র) মুহাম্মাদ ঘোরীর হামলার মধ্যবর্তী সময়ে 
এবং ভারতবর্ষে ইসলামী সাম্রাজ্য সাধারণভাবে ও সুদৃঢ়ভিত্তিক প্রতিষ্ঠালাভের 
পূর্বেই প্রাচীন ভূরতবর্ষের বিরাট রাজনৈতিক ও আধ্যাত্মিক কেন্দ্র আজমীরকেই' 
আবাসস্থল হিসেবে বেছে নিয়েছিলেন। এ সিদ্ধান্ত ছিল তার অটুট সংকল্প, উচ্চ 
মনোবল ও ঈমানী সাহসিকতার এমন একটি উজ্জ্বল ঘটনা যার নজীর শুধু ধর্মীয় 
নেতা ও বিশ্ববিজেতাদের জীবনকথায় পাওয়া যাবে। তীর দৃঢ়তা, ধৈর্য, 


১ জাৰাকাতে নজর নু ৪০; জিতে ফিরিশতা, পু, ৫৭ ফুনতাখারুতাওয়ারীখ, পৃ. ৫০। 

২ আজমীর থেকে ৭ মাইল উত্তরে পুশকর একটি প্রসিদ্ধ তীর্থ ভূমি যার দর্শন উপলক্ষে দুর-দরাজ 
এলাকা থেকে লোক সমাগম ঘটত । এর ঝিল হ্রদ ও পুকুর) ধর্মীয় পবিত্র বস্তুর মর্যাদা লাভ * 
করেছিল। একমাত্র মানস সরোবরই তার সমপর্যায় ও সমমর্যাদার দাবি করতে পারত । পুশকরের 
ঝিল সম্পর্কে সাধারণ্যে. এ ধরনের বিশ্বাসও প্রচলিত যে, ব্রহ্মা সেখানে ধ্যানস্থ হন এবং স্বরস্বতী 
নিজস্ব পীচটি ধারা ছারা প্রকটিত হন । (আজমীর গেজেটিয়ার, পৃ. ১৮) । 

৩. সিয়ারুল আওলিয়া, পৃ. ৪৭ মাআছিরুল কিরাম, পৃ. ৭। 


সং্খামী সাধক তৈয় খণ্ড)-৩ 


৩৪ সংগ্রামী সাধকদের ইতিহাস 


একান্তিকতা, আল্লাহ্র ওপর নির্ভরশীলতা, তাকওয়া, পরহ্ষগারী ও ত্যাগ 
স্বীকারের কারণেই, যে ভূখণ্ড ছিল হাযার হাযার বছর ধরে সত্যিকার ধর্মবিশ্বাস 
এবং ধর্মের প্রকৃত রূপ ও পরিচিতি থেকে বঞ্চিত, তাওহীদের বন্তকষ্ঠ থেকে ছিল 
বধির ও অজ্ঞ, সেই ভূখণ্ই “উলামায়ে কিরামের আবাসভূমি এবং ইসলামী . 
জ্ঞান-বিজ্ঞান ও দীনী পরিপূর্ণতার বিশ্বস্ত আমানতদীর ও সংরক্ষক হয়ে পড়ে। 
তার আকাশ-বাতাস আযানের শব্দে অনুরণিত আর পর্বতমালা ও গিরি-কন্দর 
“আল্লাহু আকবার’ ধ্বনিতে প্রতিধ্বনিত এবং শহর-বন্দরগুলি আল্লাহ্র কালাম ও 
রসূল পাক (সা)-এর বাণীতে গুঞ্জরিত ও মুখরিত হয়ে ওঠে । . 
সিয়ারুল আওলিয়ার গ্রন্থকার কী সুন্দর করেই না লিখেছেনঃ 
ভারতবর্ষ নামক দেশটির শেষ পূর্ব প্রান্ত পর্যন্ত কুফর ও শিরকের রাজত্ব 
ছিল । আল্লাহদ্বোহীরা তারস্বরে ‘আনা রাব্রুকুমুল আ'লা” (আমিই তোমাদের 
সর্বশ্রেষ্ঠ প্রভু) আওয়ায হাকছিল। সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ ইট, পাথর, গাছ, পশু, 
গাভী ও গোবরকে প্রণতি জানাচ্ছিল। কুফর ও অন্ধকার দ্বারা মানুষের 
অন্তর-মন ছিল আচ্ছন্ন ও তালাবদ্ধ । সবাই ছিল দীন ও শরীয়তের হুকুম 
সম্পর্কে অনীহ, অসতর্ক এবং আল্লাহ্‌ ও তীর বার্তাবাহী "রসূল (স) সম্পর্কে 
অজ্ঞ ও বেখবর। এরা কেউ কেবলা চিনত না, আল্লাহ্‌ আকবার আওয়াজ 
কেউ শোনেনি। বিশ্বাসীদের সূর্য হযরত খাজা মু"ঈনুদ্দীন চিশতী রে)-এর 
কদম মুবারক এদেশের মাটিতে পড়ামাব্রই রাজ্যের নিশ্ছিদ্র অন্ধকাররাশি 
ইসলামের সুশোভিত আলোকমালায় রূপান্তরিত ও পরিবর্তিত হয়ে গেল। 
একমাত্ৰ তারই প্রচেষ্টা ও প্রভাবে যেখানে ক'দিন আগেও শিরকের কালো 
প্রতীক বিরাজ করত, সেখানে মসজিদ,-মিহরাব ও মিন্বর দৃষ্টিগোচর হতে 
লাগল। যে আসমান পৌত্তলিকতা ও শিরকের বিষবাঞ্জে ছিল ভরপুর, 
সেখানে ‘আল্লাহু আকবার’ ধ্বনি উত্থিত হতে লাগল । এদেশে যারাই ঈমান 
ও ইসলামের মহামূল্যবান সম্পদের অধিকারী হয়েছেন এবং কিয়ামততক 
হবেন শুধু তারাই নন, বরং তীদের সন্তান-সন্ততি, অধস্তন বংশধরগণ সবই 
তাঁরই ‘আমলনামার অন্তর্ভূক্ত । ভারতবর্ষে কিয়ামত পর্যন্ত মুসলমানদের 
যতই সংখ্যা বৃদ্ধি ঘটতে থাকবে এবং ইসলামের প্রচার ও প্রসার সীমা যতই 
বিস্তৃত হতে থাকবে, তার ছওয়াব শায়খুল ইসলাম খাজা মু'দনুদ্দীন হাসান 
সিজযী রে)-এর রূহ মুবারকে ততই পৌছতে থাকবে।+ | 


সিয়ারুল আওলিয়া, পৃ. ৪৭। 


ভারতবর্ষে চিশতিয়া সিলসিলা ও এ সিলসিলার শ্রেষ্ঠতম বুহুর্গগণ ৩৫ 


এভাবে ভারতবর্ষের বুকে আল্লাহ্‌র নাম যা কিছু নেয়া হয়েছে এবং 
ইসলামের জন্য যা কিছু কাজ করা হয়েছে, তার সবই চিশতীদের এবং তাদের 
একনিষ্ঠ ও উচ্চ-দৃঢ় মনোরলের অধিকারী উক্ত সিলসিলার প্রতিষ্ঠাতা হযরত খাজা 
.. মু্নুদ্দীন চিশতী রে)-এর সতকর্মশীলতা ও কার্যকলাপের মধ্যে অন্তর্ভুক্ত করবার 
' যোগ্য। আর এ ব্যাপারে কোনই সন্দেহ নেই যে; এ উপমহাদেশে চিশতিয়া 
. সিলসিলার দাবি ও অধিকার অত্যন্ত প্রাটীন।-মাওলানা গুলাম “আলী আযাদ 
ঠিকই লিখেছেন £ 

এ ব্যাপারে কোনই সন্দেহ নেই যে, চিশতিয়া সিলসিলার মহান বুষর্গ ও 

মনীষীদের ভারতীয় উপমহাদেশের ওপর চিরন্তন দাবি ও অধিকার রয়েছে ।৯ 

দিয়ারুল আকতাব গ্রন্থের লেখকও ঠিকই বলেছেন £ 

- এদের (চিশতিয়া 'সিলসিলার মহান সাধকদের) পদধূলির বরুকতেই 

ভারতবর্ষের বুকে ইসলামের প্রচার ও প্রসার ঘটেছে এবং কুফরীর অন্ধকার 

দূরীভূত হয়েছে।* 
- হযরত খাজা যুজনুদীন চিশতী. (র)-এর জীবদ্দশায়ই ভারতবর্ষের 
" ব্লাজনৈতিক শক্তিকেন্দ্র' আজমীর থেকে দিল্লীতে স্থানান্তরিত হয়ে যায় এবং 
আজমীর তার গুরুত্ব অনেকটা হারিয়ে ফেলে! খাজা মু'ঈনুদ্দীন চিশতী (র) 
নিজের স্থলাভিষিক্ত হিসাবে তীর প্রধান খলীফা খাজা কুতবুদ্দীন বখতিয়ার বাকী 
€র)-কে দিল্লীতে অধিষ্ঠিত করেন। আজমীরেই তিনি তার বাকী জীবন ইস্লামের' 
প্রচার, ধর্মোপদেশ দান, তা'লীম ও তরবিয়ত এবং সত্যের সাধনায় নিমগ্ন থাকার . 
ভিতর দিয়ে অতিবাহিত করেন। কোন প্রাচীন এঁতিহাসিক উৎসের মধ্যেই এসব 
প্রচার-প্রচেষ্টা ও প্রয়াসের পরিণতি বা প্রভাব-প্রতিক্রিয়ার নির্ভরযোগ্য ও বিস্তারিত 
কোন বর্ণনা পাওয়া যায় না। সাধারণভাবে এতটুকুই বলা হয়ে থাকে যে, বিরাট 
ও বিপুল সংখ্যক আল্লাহ্‌র বান্দা তাঁর হাতে ঈমান ও ইহসানের অমূল্য সম্পদ 
লাভে ধন্য হয়েছিল এবং মানুষ দলে দলে ইসলামের পতাকাতলে সমবেত 
হয়েছিল। আবুল ফঘল “আঈন-ই-আকবরী' নামক গ্রন্থে বলেন ৪ 

(ভিনি) আজমীরেই অবস্থান গ্রহণ করেন এবং ইসলামের প্রদীপ শিখা 

উজ্জ্বলতররূপে প্রজ্বলিত করেন। তীর পবিত্র সভায় মুগ্ধ হয়ে লোকে দলে 

দলে ঈমানরূপ সম্পদ লাভে ধন্য হয়েছিল ।* 
১. মাআছিরুল কিরাম, পৃ. ৭। 


২. সিয়ারুল আকতাব, পৃ. ১০১ 
৩. আঈন-ই-আকবরী, স্যার সায়্যিদ সংস্করণ, পৃ. ২৭০। ' 


৩৬ KE সংগ্রামী সাধকদের ইতিহাস 


প্রায় অর্ধ-শতাব্দীকাল যাবত ধর্মোপদেশ এবং ইসলামী শিক্ষার প্রচার, 
ইসলামের মুবাল্লিথ ও সূফী-সাধকদের তা'লীম ও তরবিয়ত এবং সত্যের 
অনুসরণে অত্যন্ত কায়মনে লিপ্ত থেকে ৯০ বছর বয়সে ৬২৭ হিজরীতে তিনি 
সাধের চারাটি ফলে-ফুলে সুশোভিত এবং রাজধানী দিল্লীতে তীরই স্থলাভিষিক্ত ও 
“দীক্ষাপ্রাপ্ত সে-যুগের মনীষী হযরত খাজা বখতিয়ার কাকী (র) ধর্মোপদেশ ও 
হিদায়াতের কাজে অত্যন্ত সংগ্রামরত এবং কায়মনোবাক্যে নিমগ্ন । অন্যদিকে 
তাঁরই একান্ত ভক্ত ও অনুরক্ত অন্যতম খাদিম সুলতান শামসুদ্দীন আলতামাশ 
প্রতিষ্ঠায় এবং সৃষ্টির কল্যাণ সাধন ও.গ্রতিপালনে গভীরভাবে মশগুল । 


খাজা কুত্বুদ্দীন বখতিয়ার কাকী রে) 

. -. খাজা কুত্বুদ্দীন বখতিয়ার কাকী (র) ক্ষুদ্র শহর আগওশ+ নামক স্থানে 
(মাউরাউন্নাহার) জন্নগ্রহণ করেন। মাত্র দেড় বছর বয়সে তিনি পিতাকে হারান। 
মা-ই তীকে লালন-পালন করেন। পীচ বছর বয়সে তিনি মক্তবে ভর্তি হন এবং 
মাওলানা আবূ হাফস আওশী (র)-এর নিকট শিক্ষালাভ রুরেন।. অতঃপর 
বাগদাদের উদ্দেশ্যে যাত্রা রুরেন । সেখানে তরীকতের এক মহান ও শ্রেষ্ঠ বুযর্ণের 
সাথে তাঁর সাক্ষাৎ ও সান্নিধ্য লাভ ঘটে যীর নেতৃত্বে তিনি আধ্যাত্মিকতার 
সোপান বেয়ে সর্বোচ্চ সীমায় পৌছুতে সক্ষম হন। ফকীহ্‌ আবুল-লায়েছ 
সমবৃকন্দী রে)-এর এতিহাসিক ও বরকতময় মসজিদে উল্লেখযোগ্য ও খ্যাতনামা 
উলামায়ে কিরাম. ও তরীকতের সাধকদের উপস্থিতিতেই তিনি খিলাফতের 
খিরকা লাভে ধন্য হন। অতঃপর ভারতবর্ষে পদার্পণ করেন এবং স্বীয় পীর ও 
.মুরশিদের নির্দেশ ও হিদায়াত মুতাবিক দিল্লীকেই স্থারী ঠিকানারূপে মনোনীত 
করেন যা উর্বর ও প্রসারমান ইসলামী সালতানাতের রাজধানী ছিল এবং যা 
একদিকে উচ্চ মনোবলসম্পন্ন মুসলিম বাদশাহদের আনুকুল্য ও অনুগ্রহ প্রদর্শনে 
এবং জ্ঞানী-গুণীজনের-মর্ধাদা ও কদর দানীর ফলে, অন্যদিকে ভাতারীদের 
হামলার কলে “উলামায়ে কিরাম, ভদ্র ও অভিজাত মহলের এবং বিজ্ঞসুধী ও: 
আধ্যাত্মিক ক্ষেত্রে পূর্ণতাপ্রাপ্ত ওলীয়ে কামিলদের আশ্রয়স্থলে পরিণত হয়েছিল । 
এক কথায় বলতে গেলে তখন দিরীতে মুসলিম জাহানের সম্পদ ও প্রতিভা 
স্থানান্তরিত হচ্ছিল। 


১, ইয়াকুত মু'জামুল বুলদান নামক গ্রন্থে বলেন £ আওশ ফাবগানা রাজ্যের অন্তর্গত একটি প্রধান শহরের 
নাম। . 


ভারতবর্ষে চিশতিয়া সিলসিলা ও এ সিলসিলার শ্রেষ্ঠতম বুযুর্গগণ ৩৭ 


সুলতান শামসুদ্দীন আলতামাশ তাকে যথাযোগ্য কদর ও মর্যাদা দান 
-করেন। কিন্তু তিনি শাহী দরবারের সাথে'কোনরূপ সম্পর্ক রাখা পসন্দ করলেন 
না। সুলতানের তরফ থেকে পেশকৃত হাদিয়া-তোহফা কিংবা কোনরূপ জায়গীর 
ও ভূ-সম্পত্তি কবুল করা থেকেও তিনি বিরত রইলেন। প্রথমে তিনি কিলোখড়ি, 
পরে মালিক “ইযযুদ্দীনের মসজিদের নিকট ফকীর-দরবেশের জীবন যাপন শুরু 
করেন।৯ সুলতান বরাবরের মতই শ্রদ্ধা ও ভক্তি সহকারে তীর দরবারে হাযির 
দিতে থাকেন এবং এ ভক্তি ও শ্রদ্ধার মাত্রা ক্রম বাড়তে থাকে! শেষাবধি খাজা 
বখতিয়ার কাকী (র)-এর দরবারে শহরবাসী লোকজনের আনাগোনা এমনভাবে 
বেড়ে যায় যে, সে যুগের শায়খুল ইসলাম শায়খ নাজযুদ্দীন সুগরা (র)-এর 
মনেও তীর সম্পর্কে কিছুটা অসস্তুষ্টি ও ঈর্ষা সৃষ্টি হয়। হযরত খাজা মু'ঈনুদ্দীন 
চিশতী (র) স্বীয় খলীফার সাথে মুলাকাতের উদ্দেশ্যে দিল্লী এলে শায়খ 
নাজমুদ্দীন সুগরা রে), যিনি খাজা মু'ঈনুদ্দীন চিশতী রে)-এর অত্যন্ত পুরানো 
দোস্ত ছিলেন, বখতিয়ার সম্পর্কে অভিযোগ পেশ করেন। এতে হযরত খাজা 
চিশতী বে) স্বীয় ভক্ত মুরীদকে উদ্দেশ্য করে বলেন £ 

বাবা বখতিয়ার! এত সত্র তুমি এত. মশহুর হয়ে গেছ যে, আল্লাহ্র 

বান্দাদের মনে তোমার সম্পর্কে ঈর্ষা সৃষ্টি হয়ে গেছে। তুমি এ জায়গা ছাড় 

এবং আজমীরে চলে এস। তুমি সেখানেই বসবাস করবে এবং তোমার 

খিদমতের জন্য আমি সব সময় প্রস্তুত থাকব ।* 

হযরত খাজা (র) এমন একটি কথা উচ্চারণ করলেন যা তীর মত উচ্চ ও 
মহান মর্যাদার অধিকারী শীয়খের পক্ষেই সম্ভব যিনি ইখলাস ও রব্বানী 
* ভাবধারার পূর্ণতম মর্যাদায় উপনীত হয়েছেন । ন্যায়, সত্য ও আল্লাহ্র পথের 
যিনি পথিক, আল্লাহ্র এক নগণ্য সৃষ্টির অভিযোগ ও হা-হুতাশকেও যেক্ষেত্রে 
তিনি গুনাহ মনে করেন, সেক্ষেত্রে শায়খুল ইসলামের অসন্তুষ্টি ও অভিযোগের 
কথা তো বলাই বাহুল্য । উপরন্তু ইসলামের প্রাণকেন্দ্রে বিশৃঙ্খলা ও মনোমালিন্য 
সৃষ্টি করাকে তিনি মোটেই পসন্দ করতেন না। সুক্মতর উপায়ে আপন মুরীদকে 
এই বলে সান্তুনা দেন যে, যদি এখানকার জ্ঞানী-গুণী ও বিদপ্ধজনেরা তোমার 
সন্মান, মর্যাদা ও অবস্থান সম্পর্কে অজ্ঞ থেকে থাকে তবে আমি তো জ্ঞাত আছি। 
এখানে কে খাদিম আর কে মাখদুম, কে শায়খ (পীর) আর কে মুরীদ সে প্রশ্ন 
অবান্তর । ওখানে (আজমীরে) তুমি মাখদূমের মত থাকবে আর আমি খাদিম 
হিসেবে তোমার খিদমতে সর্বদা প্রস্তুত থাকব । এতে হযরত খাজা কুত্বুদ্দীন 
বখতিয়ার কাকী রে) সে জবাবই দিয়েছিলেন যা দেওয়া তীর পক্ষেই ছিল সম্ভব 
ও স্বাভাবিক । তিনি নিবেদন করলেন £ .. 
১. তারীখে ফিরিশতা, পৃ. ৭২০। ২. সিয়ারুল আওলিয়া, পৃ. ৫৪1 


৩৮ সংগ্রামী সাধকদের ইতিহাস . 


মাখদুম তো বহুত দূরের কথা, আমি আপনার সামনে খাদিমের অধিকার 

নিয়ে দাড়াবার যোগ্যতাও তো রাখি না; বসা তো আরও অসম্ভব. ও 

_ অকল্পনীয়।৯ 

অবশেষে শায়খ ও সুশিদ হযরত খাজা বখতিয়ার কাকী বে) কে আজমীর 
গমনের নির্দেশ দেন] বিশ্বস্ত মুরীদও সাথে সাথে কোনরূপ আপত্তি ও প্রতিবাদ 
ছাড়াই সুরশিদের আদেশ পালনে প্রস্তুত হয়ে যান। কিন্তু যখন শহরের বাইরে পা 
রাখেন তখনই শায়খ হযরত খাজা মু'ঈনুদদীন চিশতী (র) আপন সুরীদের অসম্ভব 
ও অস্বাভাবিক রকমের জনপ্রিয়তা উপলদ্ধি করতে সক্ষম হন। ভিনি এও বুঝতে 
পারেন যে, এ জনপ্রিয়তা-আল্লাহুর তরফ থেকে এবং এতে প্রবৃত্তিজাত ও নিজস্ব 
সৃষ্টিজাত কোন বিষয়ই নেই। সুযোগ্য মুরীদ যে সমস্ত দিশ্লীবাসীর মন ইতিমধ্যেই 
প্রেমবিমুগ্ধ ও আবেশবিহ্বল করে ফেলেছে এটা তিনি ভালভাবে হৃদয়ঙ্গম করতে 
পারেন। সিয়ারুল আওলিয়া প্রণেতার ভাষায় ৪ 


খাজা কুভ্রুদ্দীন. রে) স্বীয় শায়খ ও মুরশিদের সাথে আজমীরের দিকে 
রওয়ানা হন। এ সংবাদ দিল্লীবাসীদের কানে পৌছুতেই শহরে একটা হাঙ্গীমা 
ও গোলযোগের উপক্রম হয়। সমস্ত শহরবাসী, এমন কি সুলতান শামসুদ্দীন 
আলতামাশও শহর থেকে বেরিয়ে এসে তার অনুগামী হন। যেখানেই খাজা 
কুত্বুদ্দীনের কদম মুবারক পড়ছিল সেখানকার পদম্পর্শিত ধুলিকে লোকেরা 
ভাবাররুক ভেবে সাথে সাথেই উঠিয়ে নিচ্ছিল আর অস্থির ও বিহ্বলচিত্তে 
কান্নাকাটি করছিল।৯ | 

. _ একটি মাত্র মন-মানসকে সন্তুষ্ট করার জন্য এবং একটি সামান্যতম 

কল্যাণের প্রতি লক্ষ্য রাখতে গিয়ে আল্লাহ্‌র লাখো বান্দার মন-মানসকে ব্যথাতুর 

ও বেদনাক্রান্ত করে তোলা মোটেই সমীচীন ছিল না। তাই মুরশিদ আপন 

মুরীদকে আজমীর নিয়ে যাবার ইরাদা পরিত্যাগ করে বলেন ঃ 

"বাধা বখতিয়ার! তুমি এখানেই থাক। কেননা তোমার বাইরে যাবার কথা 
জেনে আল্লাহ্‌র এতগুলি বান্দা অত্যন্ত ব্যথাতুর ও বিপর্যস্ত অবস্থায় পৌছে 
গেছে। আমি এটাকে জায়েয মনে করি না যে, এতগুলি লোকের 
অন্তর-জালাকে বাড়িয়ে তুলি। যাও, এ শহরকে আমি তোমার আশ্রয়ে রেখে 
গেলাম 1৯ :.. 

১, এ. পৃ. ৫৪। 


২, দিয়ারুল আওলিয়া পৃ. ৫৫ | 
ও, আখয়ারুল আখবার, পৃ ২৬। 


ভারতবর্ষে চিশতিয়া সিলসিলা ও এ সিলসিলার শ্রেষ্ঠতম বুযুর্গগণ ৩৯ 


" উপস্থিতি ও অবস্থিতি থেকে বঞ্চিত হতে যাচ্ছিল, উপরিউক্ত ঘটনার ফলে অত্যন্ত 
* সন্তুষ্ট হন এবং হযরত খাজা মু'ঈনুদ্দীন চিশতী (র)-এর শুকরিয়া আদায় করেন। 
খাজা কুত্বুদ্দীন বখতিয়ার কাকী (র) শহরে প্রত্যাগমন করেন আর ওদিকে খাজা 
মুঈনুদ্দীন চিশতী রে) আজমীরের পথে রওয়ানা হন। 


হযরত খাজা কুত্বুদ্দীন বখতিয়ার কাকী রে) দিল্লী ফিরে এসেই স্বীয় 
চাটাইয়ের আসনে বসে জোরেশোরে ধর্মীয় উপদেশ, শিক্ষা ও তদনুযায়ী বাস্তব 
প্রশিক্ষণ দিতে শুরু করলেন। তিনি শুধু সরকার ও শাহী দরবারের সাথে সম্পর্কই 
ছিন্ন করেন নি, বরং এটাকেই জীবনের লক্ষ্য ও মূলনীতি বানিয়ে নেন। এমনকি 
স্বীয় সিলসিলাভুক্ত সবার জন্যই এ নীতি নির্ধারণ করেন যে, দারিদ্র্য বরণ ও 
ধনাঢ্যতা বর্জনের সাথে সাথে শাহী দরবার থেকে দূরে অবস্থান করেই নিজেদের 
কাজ করে যেতে হবে। এরূপ সংস্রবহীনতা ও বর্জন নীতি গ্রহণ করা সত্ত্বেও 
বিশিষ্ট এবং সাধারণ, বাদশাহ এবং গরীব সকলেই তীর ভক্ত ও অনুরক্তে পরিণত 
হয় এবং তাঁকে কেন্দ্র করে মানুষের আনাগোনা উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে। 

সমগ্র দুনিয়া, অভিজাত-অনভিজাত, বিশিষ্ট ও সাধারণ সবাই ছিল তার দু'আ 

ও অনুগ্ঠহ লাভের জন্য লালায়িত এবং পাগলপারা।১ 

সুলতান শামসুদ্দীন আলতামাশ সপ্তাহে দু'বার তীর দরবারে হাযির হতেন 
এবং তীর খেদমতে এঁকান্তিক নিষ্ঠা ও ভক্তি-্রদ্ধা প্রকাশ করতেন। দিল্লীতে যা 
তখন শুধু ভারতবর্ষের রাজধানীই ছিল না, বরং মুসলিম জাহানের, নবতর শক্তি, 
ইসলামের বিপ্বী দাওয়াত ও সংস্কারের নতুন কেন্দ্র এবং বিশিষ্ট “উলামায়ে 
কিরাম, শিক্ষকমণ্ডলী, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, অভিজাত মহল, তরীকতের 
পথ-পরদর্শক ও সিলসিলাভুক্ত অন্যান্য বুযর্ণ এবং ইসলামী বিশ্বের শ্রেষ্ঠতম সন্তান 
ও গ্রতিভাধরদের সমাবেশস্থলও ছিল, সেখানে তরীকতের প্রচার ও প্রসার, 
মানুষের অন্তর-মানসকে ধর্মীয় চেতনায়, উদ্বুদ্ধ করার বাস্তব প্রশিক্ষণ এবং 
নবোধিত ইসলামী সাম্রাজ্যের সঠিক নৈতিক নেতৃত্ব ও পথ-প্রদর্শনের দায়িত্ব ও 
কর্তব্য পালন, দারিদ্র্য অনুসরণ ও ধনাচ্যতা বর্জনের নীতিকে এতটুকু কালিমাযুক্ত 
ও ধুলি-মলিন না করে আঞ্জাম দেওয়াটা মোটেই সহজ কাজ ছিল না। এজন্য 
প্রয়োজন ছিল পর্বতপ্রমাণ ধৈর্য ও দৃঢ়তা এবং বাতাসের মত ক্ষিপ্র প্রবহমান গতি 
যাতে কোন কিছুর গায়ে আঁচডুটিও না লাগে । হযরত খাজা সাহেব (র) অত্যন্ত 
সাফল্যজনকতাবে এবং সুন্দর ও সুচারুরূপে নাধুক ও কঠিন এ 
| ১. সিয়ারুল আওলিয়া । 


৪০ সম্শ্রামী সাধকদের ইতিহাস ' 


দায়িত্টি আঞ্জাম দেন। একাজের জন্য তিনি দীর্ঘ সময় পাননি। স্বীয় শায়খ ও 
মুরশিদ হযরত খাজা মু'ঈনুদ্দীন চিশতি (র)-এর পর বড় জোর চার কি পাঁচ বছর 
তিনি জীবিত ছিলেন ।৯ কিন্তু তার বদৌলতে ভারতবর্ষে চিশতিয়া সিলসিলা 
বুনিয়াদই শুধু প্রতিষ্ঠিত হয়নি, বরং যে সুমহান ও উচ্চ লক্ষ্যের জন্য হযরত খাজা 
সু'ঈনুদ্দীন চিশতী (র) ভারতবর্ধকে নিজের অবস্থানস্থল ও কর্মক্ষেত্ররূপে বাছাই 
করেছিলেন তা অত্যন্ত সুষ্ঠুতার সাথে সার্থকতা লাভ করে। - 

তখন তীর বয়স ৫০ বছর কি তার কিছু বেশী হবে, এশী প্রেম ও মুহব্বতের 
যে হুতাশন তিনি ধৈর্য ও স্থৈর্যের ভিতর বাক্সবন্দী করে রেখেছিলেন এবং যে 
আগুন তিনি গোটা সৃষ্টির বাস্তব প্রশিক্ষণ ও হিদায়াতের মহত্তম লক্ষ্য ও কল্যাণ 
দ্বারা নিপিষ্ট করে রেখেছিলেন, তাই হঠাৎ করে জ্বলে ওঠে, দিন ভর 
কিছুর ওপর ৪ 

০৪1৭ ১৪১১ [০ Lali &2 29154 
১১০৯১ 4৪০০৭ এল 3৩২ ৪১৭ 4৫০০ PIS 

আপনার তলোয়ারের ধ্বনি সজীব অন্তর লোকদের সমাবেশে পৌছেছে। 

এমন ব্যক্তি কে আছেন যিনি এ ধ্বনির দ্বারা প্রভাবান্বিত হন নিঃ | 

একবার শায়খ ‘আলী সাকাজ্জীর* খানকাহ্‌তে 'সামা'র' মজলিস ছিল অত্যন্ত 
সরগরম । এক কাওয়াল কবিতা আবৃত্তি করল £ | 

০০১৫১ Sr tj OU ০৯০) pal ০৯০৯ 0৫ 

" আত্মসমর্পণের অস্ত্রাহত ব্যক্তিরা প্রতি মুহূর্তে অদৃশ্য জগৎ, থেকে নবজীবন 

লাভ করে থাকে। 

এতে খাজা কুত্বুদ্দীনের উন্বত্ততা ও মুমূর্ষ প্রায় অবস্থা দেখা দেয়। খানকাহ 
থেকে আবাসস্থল পর্যন্ত কোনক্রমে আসেন, কিন্তু মত্ততা ও বেইশী অবস্থা 
কাটেনি ৷ কিছুটা হুঁশ ফিরতেই তিনি কবিতাটি আবৃত্তি করতে নির্দেশ দেন। 
আদেশ মাত্রই তা পালন করা হয়। এভাবেই চার রাত্র-দিন একাদিক্রমে তিনি 
বেহুঁশপ্রায় অবস্থায় কাটান । কিন্তু যখনই সালাতের ওয়াক্ত এসে যেত তখনই 
তিনি চেতনা ফিরে পেতেন । সালাত আদায় করতেন। অতঃপর পুনরায় উক্ত 
কবিতা আবৃত্তির নির্দেশ দিতেন। আবৃত্তি করা হতো, ফলে তিনি পুনরায়. . 
0৮742 


(বল) তার ইস্তিকালের পর মাত্র ৬ বছর বেঁচেছিলেন। 
২. কতক বর্ণনাতে ‘সিজযী’ লিখিত পাওয়া যায়। 


ভারতবর্ষে চিশতিয়া সিলসিলা ও এ সিলসিলার শ্রেষ্ঠতম বুযুর্ণণণ ৪১ 


বেইশী অবস্থায় চলে যেতেন। পঞ্চম রাত্রিতে তিনি ইন্তিকাল করেন।১ এ ঘটনা 
৬৩৩ হিজরীর ।২ 

ইন্তিকালের জাগে “ঈদের দিন তিনি “ঈদগাহ থেকে ঘরের দিকে. 
ফিরছিলেন! পথে তাঁকে এমন একটি জায়গা অতিক্রম করতে হয় যেখানে কোন 
গ্রাম কিংবা বসতি ছিল না। খাজা কুত্বুদ্দীন সেখানে কিছুক্ষণ অপেক্ষা করেন 
এবং অনেকক্ষণ দাড়িয়ে কাটান। জনৈক খাদিম আরয করল, আজ “ঈদের দিন! 
উপরন্তু সবাই আপনার জন্য অপেক্ষমান, আপনি এখানে দীড়িয়ে আছেন কেন? 
উত্তর এলো ৪ ৩এ| 0৫১ ০১৬৪ ০৪৪১ ১3১1 1০০ আমার এখান থেকে 
নিজস্ব অর্থ দ্বারা তা-খরিদ করেন এবং নিজের দাফনের জন্য সে যমীনটুকুই 
নির্বাচন করেন। শেষ পর্যন্ত সেখানেই তীকে দাফন করা হয় 1৩ 

হযরত খাজা কুত্রুদ্দীন বখতিয়ার কাকী (র)-এর খলীফার সংখ্যা (যীদের 
নাম আওলিয়া’ কিরামের জীবনীগন্থে বিদ্যমান) নয় কিংবা দশজনের কম ছিল 
না কিন্তু তাঁর স্থলাভিষিক্ত হওয়া, হযরত খাজা মু'ঈনুদ্দীন চিশতী (র)-এর 
অসম্পূর্ণ কাজগুলি সম্পন্ন করা, আর জারিকৃত কাজগুলি অব্যাহত রাখা, তার 
উদ্দেশ্য ও লক্ষ্যসমূহের পরিপূর্ণতা সাধন ও প্রসারের সৌভাগ্য হযরত খাজা 
ফরীদুদ্বীন গঞ্জে শকর (র)-ই লাভ করেছিলেন । 


হযরত খাজা ফরীদুদ্দীন গঞ্জে শকর (র) 
- যেমনিভাবে হযরত খাজা মু'ঈনুদ্দীন চিশতী (রে) ভারতবর্ষের বুকে চিশতিয়া 
সিলসিলার ভিত্তি স্থাপনকারী ও প্রতিষ্ঠাতা, তেমনি হযরত খাজা ফরীদুদ্দীন গঞ্জে 
শকর এ সিলসিলার মুজাদ্দিদ ও দ্বিতীয় আদম । তারই দু'জন খলীফা সুলতানুল 
মাশায়িখ হযরত খাজা নিজামুদ্দীন দেহলভী (র) এবং হযরত শায়খ “আলাউদ্দীন 
‘আলী সাবির পীরানে কলীরী রে)-এর মাধ্যমে এই সিলসিলা ভারতবর্ষের বুকে 
ছড়িয়ে পড়ে এবং এঁদের খলীফা ও সিলসিলাভুক্ত অন্যান্য লোকদের দ্বারা এখন 
পর্যন্ত তা সঞ্জীবিত ও প্রতিষ্ঠিত আছে। | 
শরাব ও শরাবখানা প্রতিষ্ঠিত ও চিহ্নিতাবস্থায় বিরাজমান রয়েছে। 

১. দিয়ারুল আওলিয়া বর্ণনায় হযরত খাজা নিজামুদ্দীন আওলিয়া রে)। 

২. কতক বর্ণনায় ৬৩৩ হিজরীর পরিবর্তে ৬৩৪ হিজরী পাওয়া যায়। 

৩, সিয়ারুল আওলিয়া, বর্ণনায় হযরত খাজা নিজামুদ্দীন আওলিয়া রে), পৃ. ৫৫; বর্তমানে জায়গাটি 
হযরত কুত্বুদ্দীন রে)-এর নামে প্রসিদ্ধ । 


৪হ সংগ্রামী সাধকদের ইতিহাস 


হযরত খাজা ফরীদুদ্দীন গঞ্জে শকর (র)-এর প্রকৃত নাম মাসউদ; উপাধি 
ছিল ফরীদুদ্দীন। সাধারণভাবে "গঞ্জে শকর” উপাধিতেই তিনি সারা দুনিয়ায় 
মশহুর হয়ে আছেন ।১ তিনি হযরত “ওমর ফারুক (রা)-এর বংশধর ছিলেন। তীর 
শ্রদ্ধেয় পিতামহ কাষী শু“আয়ব ভাতারী হামলা ও গোলযোগের কারণে কাবুল 
থেকে লাহোরে আগমন করেন । কিছুকাল কাসুর নামক স্থানেও অবস্থান করেন 
এবং কাহীনওয়াল শহরের কারীর পদ ও জায়ণীর প্রাপ্ত হন। এখানে ৫৬৯ 
হিজরীতে তার জন্ম হয়। বাল্যকালেই তিনি সুলতান সফর করেন (যা সে সময় 
ভারতবর্ষের মধ্যে জ্ঞান-বিজ্ঞান ও ধর্মীয় শিক্ষার সবচেয়ে বড় কেন্দ্র ছিল)। 
শহরের শিক্ষকমণ্ডলীর নিকট থেকে শিক্ষালাভ করেন। মাওলানা মিনহাজুদ্দীন 
তিরমিযীর নিকট ফিকহের উল্লেখযোগ্য কিতাব 'আন-নাফে' পড়েন এবং 
এখানেই ৫৮৪ হিজরীতে হযরত খাজা কুত্রুদ্দীন বখতিয়ার কাকী রে)-এর সাথে 
তার সাক্ষাত লাভ ঘটে এবং পরে তীরই হাতে বায়'আত গ্রহণের সৌভাগ্যও লাভ 
করেন। শায়খ ফরীদুদ্দীন (র) খাজা কাকী রে)-এর ব্যক্তিত্ব ও সানিধ্য লাভে 
এতই মুগ্ধ ও প্রভাবাবিত হয়ে পড়েন যে, শিক্ষালাভের সকল পাট চুকিয়েও তিনি 
স্বীয় মুরশিদের সাহচর্ষে কাল কাটাবার দৃঢ় সংকল্প গ্রহণ করেন। ওলীয়ে কামিল 
হযরত শায়খ রে) তাঁকে নিবৃত্ত করেন এবং পড়াশোনা সমাপ্ত করার নির্দেশ 
দেন। তখন তিনি ভারতবর্ষ ও ভারতবর্ষের বাইরে গিয়ে লেখাপড়া সমাপ্ত 
করেন।* 


শিক্ষা সমাপ্তির পর তিনি স্বীয় শায়খ ও মুরশিদের খিদমতে দিল্লীতে গিয়ে 
উপস্থিত হন৷ শায়খ (র) তীর অবস্থানের জন্য গযনী দরজার সন্নিকটে একটি 
জায়গা নির্বাচিত করেন এবং সেখানেই তিনি রিয়াষত ও মুজাহাদায় কেঠোর 
আত্মিক সাধনা) নিমগ্ন হয়ে পড়েন। সলুক পরিপূর্ণতার পর তিনি খিলাফত লাভে 
ধন্য হন এবং শায়খ (র)-এর এজাযতে হাসিতে অবস্থান গ্রহণ করেন যা তারই 
একনিষ্ঠ একজন ভক্ত (যিনি পরে তারই সর্বশ্রেষ্ঠ খলীফাদের মধ্যে পরিগণিত 
হন) শায়খ জামালুদ্বীন খতীবে হাসির আবাসভূমি ছিল। শায়খের ইন্তিকালের 
মুহুর্তে তিনি হাসিতে ছিলেন। ইস্তিকালের তৃতীয় দিনে তিনি দিল্লীতে আসেন। 


: ১ এ উপাধির প্রকৃত ঘটনা ও ইতিহাস সম্মন্ধে নানা জনের নানা মত বিধায় আমরা কিছু বলতে অক্ষম । 
২. বাহাতুল কুনুব' নামক গ্রন্থে, যা তীরই সকল মলফুযাতের সংকলন, এ সফরের ও অন্যান্য ভ্রমণের 
বিস্তারিত বর্ণনা দেওয়া আছে! উক্ত কিতাব নির্ভরযোগ্য নয় বিধায় তার ওপর নির্ভর করা হয়নি। 
অপর কোন ফোন পুস্তকে আরও বিস্তারিত মিলবে । 


ভারতবর্ষে চিশতিয়া সিলসিলা ও এ সিলসিলার শ্রেষ্ঠতম বুযুর্গগণ ৪৩ 


শায়খ রে)-এর মাযারে ফাতিহা পড়েন। কাষী হামীদুদ্দীন নাগোরী (র) শায়খ . 
খাজা কুত্বুদ্দীন বখতিয়ার কাকী রে)-এর ওসীয়ত মুভাবিক তাঁর প্রদত্ত খিরকা ও ' 

. অন্যান্য আমানত তাঁকে সোপর্দ করেন। এটা ছিল খাজা ফরীদুদ্দীন গঞ্জে শকর | 
(র)-কে স্থলাভিষিক্ত বানিয়ে যাবার সুস্পষ্ট ইন্দিত। দু'রাকাআত সালাত আদায় 
করে তিনি খিরকা পরিধান করেন এবং স্বীয় শায়খ খাজা কাকী (র)-এর 
স্থলাভিষিক্ত হন৷ 

. দিল্লী আসার এবং শায়খ হযরত খাজা কুত্বুদ্দীন কাকী (র)-এর স্থলাভিষিক্ত 
হবার তৃতীয় দিনে সরহিঙ্গা নামীয় তারই একজন পুরনো বন্ধু ও ভক্ত হযরত 
গঞ্জে শকর (র)-কে দেখার প্রবল আগ্রহে দিল্লী আসেন। খাদিমরা তাকে ভেতরে 
প্রবেশ করতে বাধা দেয়। ভক্ত ও খাদিমদের ভীড়ে উক্ত দরবেশ শায়খ (র)-এর 
সুলাকাতের সুযোগ লাভে ব্যর্থ হন। অগত্যা অপেক্ষায় থাকেন কবে তিনি বাইরে 
আসেন। একদিন হযরত খাজা ফরীদুদ্দীন (র) বেরিয়ে আসতেই দরবেশ তার 
পায়ের ওপর পড়ে যান এবং কেঁদে কেঁদে বলতে থাকেন, “যতদিন আপনি 
হাসিতে ছিলেন ততদিন অতি সহজেই এবং বিনা বাধায় আপনার সাক্ষাত লাভে 
ধন্য হতাম! এখানে আমাদের মত গরীবদের পক্ষে আপনার সাক্ষাত লাভ 
মোটেই সম্ভব নয় ।” শায়খ বে) এ কথায় অত্যন্ত ব্যথা পান এবং বুঝতে পারেন 
যে, দিল্লীতে থেকে তীর নিজের আন্তরিক শান্তি লাভ এবং সর্বসাধারণ ও দরিদ্র 
মানুষের পক্ষে তীর দেখা-সাক্ষাত লাভের অবাধ সুযোগ নেই। তিনি তখনই 
বন্ধু-বান্ধবদের বললেন, “আমি হাসি যাব ।” উপস্থিত স্বাই. আরঘ করল, 

“শায়খ কুত্বুদ্দীন রে) তো আপনাকে এখানেই বসিয়ে গেছেন। এখন আপনি 
আবার কোথায় যাবেন?” উত্তরে হযরত ফরীদুদ্দীন গঞ্জে শকর (র) জানান, 
“শায়খ রেট তার আমানত সোপর্দ করে দিয়েছেন। এখন আমি শহরে থাকি আর 
প্রান্তরে থাকি কিংবা জঙ্গলে যাই তা আমার সাথেই থাকবে” 


এবং থাকতে পারেন লোকচক্ষুর অন্তরালে । এখানেও খাজা কুত্বুদ্দীন (র)-এর 
একজন মুরীদ মাওলানা নূর তুর্কের কারণে [যিনি হাসির অধিবাসীদেরকে তীর 
(হযরত গঞ্জে শকরের) মর্তবা ও মর্যাদা সম্পর্কে ওয়াকিফহাল করিয়ে দেন] তীর 
| খ্যাতি ছড়িয়ে পড়ে এবং এতে বিপুল জনসমাগম হতে থাকে। অবশেষে তিনি 
সন্নিকটে । তীর খ্যাতি ও মর্যাদার কথা দুর-দূরান্তরে ছড়িয়ে গেছে তখন। ভিনি . 


১. সিয়ারুল আওলিয়া, পৃষ্ঠা ৭২। 


৪৪ সংগ্রামী সাধকদের ইতিহাস ' 


আজুদহনকে১ অবস্থানস্থল হিসেবে নির্বাচন করেন এবং বলেন £ যেহেতু 
আজুদহনের অধিবাসীবৃন্দ জাহিল ও অজ্ঞ এবং জায়গাটিও অখ্যাত ও অপরিচিত, 
তাই এখানে ঝামেলা কম হবে| কিন্তু এখানে পৌভুবার স্বন্মকালের ভেতরই তিনি 
মশহুর হয়ে ওঠেন এবং চভুর্দিক থেকে লোকের ভীড় বাড়তে শুরু করে। হযরত 
খাজা ফরীদুদ্দীন গঞ্জে শকর (র)-এর খ্যাতি ও মর্যাদার সূর্য তখন মধ্যাহ্ন গগনে 
এবং তার আলোকচ্ছটা চতুর্দিকে বিচ্ছারিত। অল্পদিনের ভেতরেই লোকসমাগম 
বেড়ে যায় এবং আগত লোকের আনাগোনা বিরামহীন গতিতে চলতে থাকে । 
ফলে অর্ধেক রাত্রি পর্যন্ত তার ঘরের দরজা খোলা থাকত । 

এখানে অবস্থানকালে বেশ কিছুদিন টানাপোড়েন, দুঃখ-কষ্ট ও কঠোর দারিদ্র 
দশায় তার জীবন কাটে! পীলু গাছের ফল ছিড়ে আনা হস্ত এবং এতে কিছু 
লবণ ছিটিয়ে তাই গরীব জনসাধারণের মধ্যে বন্টন করে দেওয়া হত, আর 
নিজেও মেহমান ও সমস্ত খাদিমকে নিয়ে তাই খেতেন। আল্লাহ্‌র ওপর 
তাওয়ারুল ও নির্ভরশীলতার অবস্থা এমন ছিল যে, একবার তিনি সিয়াম শেষে 
- ইফতারের উদ্দেশ্যে এক লোকমা মুখে উঠিয়েই বললেন, এর ভেতর 
নীতিহীনতার গন্ধ পাচ্ছি। খাদিম উত্তরে জানায়, লবণ ছিল না। তাই একটু লবণ 
ধার নিয়ে এতে দেওয়া হয়েছে। প্রত্যুক্তরে তিনি বললেন, তুমি নীতিহীন কাজ 
করেছ। আমার জন্য এরূপ খাবার শোভা পায় না।২ কিছুকাল পর অবস্থা এমন 
হয়েছিল বে, রাত-দিন চুলা জ্লত এবং অর্ধেক রাত অবধি . খানাপিনার 
ধারাবাহিকতা বজায় থাকত! সেখানে যেই আসত সেই তার খাবার প্রস্তুত 
পেত ।* তীর হ্বদয়ের উষ্ণতা ও অন্তরের প্রীতি সবার প্রতিই ছিল একরকম: 
হযরত খাজা নিজাম়ুদ্দীন (র) বলেন ৪ আশ্চর্য ছিল তীর শক্তি, আর এমন আশ্চর্য 
ছিল তীর জীবন-ধারণ পদ্ধতি যা বরদাশত করা অন্য কারো পক্ষে সহজসাধ্য 
ছিল না! তিনি নবাগত এবং বহু বছর. যাবত পরিচিত ও একান্ত সান্নিধ্যে 
বসবাসকারী সবার সাথে একই রূপ খোশমেষাজ, দয়া, প্রীতি ও একাগ্রতার সাথে 
মিশতেন। মাওলানা বদরুদ্দীন ইসহাক বলেন ঃ তীর ব্যক্তিগত খাদিম আমিই 
ছিলাম। তিনি ধা বলতেন, আমাকেই বলতেন। তীর ঘরে-বাইরে তথা 
স্দরে-অন্দরে ছিল একই অবস্থা । তীর প্রকাশ্য ও অপ্রকাশ্যের মাঝে কোন 
বিরোধ বা পার্থক্য ছিল না। বছরের পর বছর তীর খিদমত ও সাহচর্ষে থাকা 
সত্বেও আমি তার মধ্যে কোনরূপ পরম্পর-বিরোধিতা লক্ষ্য করিনি ।8 
১. আজুদহনকে বর্তমানে পাকপত্তন বলা হয়। বর্তমানে এটি মণ্টোগোমারী জেলার একটি ছোট শহর 

(পাকিস্তান) 
২. সিয়ারুল আওলিয়া, পৃ. ৬৬। 


৩. সিয়ারুল আওলিয়া, পৃ. ৬৪ । 
৪. সিয়ারুল আওলিয়া, পৃ. ৬৫1 


4 


ভারতবর্ষে চিশতিয়া সিলসিলা ও এ সিলসিলার শ্রেষ্ঠতম বুহুর্ণণণ 8৫ 


একবার সুলতান নাসীরনদ্দীন মাহমুদ সমগ্র সেনাবাহিনী সমেত আউচ ও 
সুলতান সফরে আসেন এবং খাজা (র)-এর দর্শনলাভের উদ্দেশ্যে আজুদহনে 
হাধির হন। হযরত খাজা নিজামুদ্দীন আওলিয়া তীর অবস্থা বর্ণনা করেন ৪ “ভীড় 
- ছিল নিয়ন্ত্রণের বাইরে। অবশেষে খাদিমকুল একটি কৌশল অবলম্বন করল ৷. 
হযরত খাজা ফরীদুদ্দীন গঞ্জে শকর (র)-এর একটি পিরহান (জামা)-এর আস্তিন 
প্রাসাদের বাইরে টাঙিয়ে দেওয়া হল! সেনাবাহিনী আসত এবং তাতে চুমু দিয়ে 
চলে যেত। শেষ পর্যন্ত আস্তিন টুকরো টুকরো হয়ে যায়। বাধ্য হয়ে তিনি 
মসজিদে তশরীফ রাখেন এবং. খাদিমবৃন্দকে লক্ষ্য করে বলেন £ আমার 
চারিপাশে বেষ্টনী তৈরি কর যেন কোন দর্শনপ্রার্থী এর ভেতর না আসতে পারে। 
লোকেরা আসত এবং বাইরে দাঁড়িয়ে সালাম জানিয়ে বিদায় নিয়ে চলে যেত! 
আকস্মিকভাবে একজন বৃদ্ধ ফরাশ বেষ্টনী ভেদ করে ভেতরে এসে পড়ে এবং 
শায়খ (র)-এর পায়ের ওপর লুটিয়ে পড়ে সে তার পা জড়িয়ে ধরে চুমু দেয় 
এবং বলে, “শায়খ ফরীদ! শ্রান্ত হয়ে গেছ। আল্লাহ্‌ পাকের দেওয়া এ পুরস্কারের 
‘আরও বেশি শুকরিয়া আদায় কর!’ শায়খ (র) একথা শুনে জোরে আল্লাহু 
আকবার ধ্বনি দিয়ে উঠেন এবং উক্ত ফরাশকে অত্যন্ত খাতির ও সম্মান 
করেন।”৯ - | 

সুলতান নাসীরদ্দীন নিজেই শায়খ রে)-এর দরবারে হাযির হওয়ার সংকল্প 
নেন। সাম্রাজ্যের দ্বিতীয় প্রধান ব্যক্তি গিয়াছুদ্দীন বুলবন, যিনি সুলতানের সাথেই 
ছিলেন, আরঘ করলেন ৪ সাথে বিরাট সৈন্যবাহিনী, আর এদিকে আজুদহন পানি 
ও ঘাস-পাতাহীন শুষ্ক ও রুব্ম জায়গা । আপনার নির্দেশ হলে এ বান্দাহ্‌ নিজে 
গিয়ে জাহাঁপনার পক্ষ থেকে “ওযরখাহী করে আসত ও হাদিয়া তোহ্ফা পেশ 
করত। অতঃপর কিছু নগদ অর্থ ও চারটি গ্রাম জায়গীর প্রদানের শাহী ফরমান 
নিয়ে বুলবন খাজা (র)-এর দরবারে হাযির হন এবং অর্থ ও ফরমান শায়খ 
ফরীদুদ্দীন গঞ্জে শকর রে)-এর সামনে পেশ করেন। তখন শায়খ রর) বলেন, 
“এটা কি?” গিয়াছুদ্দীন বুলবন জানান, এতে কিছু নগদ অর্থ-কড়ি আছে আর 
তার সাথে হুযূরকে প্রদত্ত জায়গীরের শাহী ফরমান। শায়খ রে) মুচকি হেসে 
উত্তর দেন, “নগদ টাকা-কড়ি আমাকে দিয়ে যাও, আর শাহী ফরমান ফিরিয়ে 
নাও । ওর গ্রাহক অনেক মিলবে ।” একথা বলে তিনি নগদ টাকা-কড়ি তখনই 
উপস্থিত দরবেশদের মধ্যে বিলিয়ে দেন ।৯ | 


. ১০ সিয়ারুল আওলিয়া, পৃ. ৭৯। 
২, সিয়ারুল আওলিয়া, পৃ. ৭৯-৮০। 


৪৬ সং্ঘামী সাধকদের ইতিহাস 


সুলতান গিয়াছুদ্দীন বুলবন হযরত শায়খ (র)-এর সাথে অত্যন্ত ভক্তি ও 
শ্রদ্ধাপূর্ণ সম্পর্ক রাখতেন। দিল্পীর সালতানাত লাভ করাকেও তিনি হযরত 
(র)-এর দু'আ, প্রেম ও আন্তরিক মুহববতের পরিণতি মনে করতেন এবং তীর 
করতেন। হযরত খাজা শায়খ ফরীদুদ্দীন গঞ্জে শকর (রে). একবার এক ব্যক্তির 
অনুরোধ-উপরোধে একান্ত বাধ্য হয়ে বাদশাহ্র নিকট তার সম্পর্কে একটি 
সুপারিশ পত্র লিখে দেন, যা একই সাথে সুপারিশ ও অমুখাপেক্ষিতার আশ্চর্য এক 
সংমিশ্রণ ও সমন্বয় ছিল। তিনি লিখেন ৪ | 

আমি এ ব্যক্তির বিষয় আল্লাহ্‌ পাক এবং পরে আপনার সামনে পেশ করছি। 
যদি আপনি তাকে কিছু দেন তবে আল্লাহ্‌ পাকই প্রকৃত দাতা হবেন আর 
আপনি তজ্জন্য কৃতজ্ঞতাভাজন হবেন। আর যদি না দেন তবে তাতেও 
আল্লাহ্‌ পাকের ইচ্ছাই প্রকাশ পাবে। সেক্ষেত্রে আপনি আপনার অসমর্থতার 
কারণে দায়ী হবেন না। 

হযরত শায়খ ফরীদুদ্দীন রে) সমসাময়িককালে খ্যতনামা ওলীয়ে কামিল ও . 
অন্যান্য সিলসিলার প্রবীণ বুযুর্গদের সাথেও বন্ধুত্ব ও ভ্াতৃতুপূর্ণ সম্পর্ক রাখতেন। 
ভিনি ভীদের মর্তবা ও মর্যাদার প্রতি ছিলেন শ্রদ্ধাশীল শায়খুল ইসলাম শায়খ 
বাহাউদ্দীন যাকারিয়া মুলতানী রে), যিনি সুহরাওয়ারদিয়া তরীকার খ্যাতনামা 
মুরশিদ এবং ভারতবর্ষের অন্যতম প্রখ্যাত আধ্যাত্মিক নেতা ও মুবান্লিগ, তীরই 
সমসাময়িককালের-সম্তবত সমবয়সী ছিলেন ।* উভয়ের মধ্যে খুবই ঘনিষ্ঠ ও 
বন্ধুত্বপূৰ্ণ সম্পর্ক ছিল এবং পরস্পরের মধ্যে অত্যন্ত আকর্ষনীয় ও খোলামেলা 
চিঠিপত্রের আদান-প্রদান হত। হযরত শায়খ ফরীদুদ্দীন (র) শায়খ বাহাউদ্দীন 
(র)-কে শায়খুল -ইসলাম. উপাধিতে সম্বোধন করতেন। উভয়ের খলীফা ও 
মুরীদবর্গও নিজেরা গভীর আস্তরিকতামণ্ডিত ও শ্রীতিপূর্ণ পরিবেশের মধ্যে 
পরস্পরের সাথে মিলিত হতেন। তীরা একে অপরের সম্মান ও মর্যাদার প্রতি 
"লক্ষ্য রাখতেন। শায়খুল ইসলাম হযরত যাকারিয়া মুলতানী (র):এর পৌত্র 
শায়খ রুকনুদ্দীন আবুল ফাত্হ রে) এবং শায়খুল কবীর হযরত শায়খ ফরীদ 
(র)-এর খলীফা সুলতানুল মাশায়িখ হযরত খাজা নিজামুদ্দীন আওলিয়া (র)-এর 
ভেতর বিরাট হদ্যতা ও গ্রীতিপূর্ণ সম্পর্ক বিদ্যমান ছিল। | 
১, আখবারুল আখয়ার; আসল চিঠি অলংকরপূর্ণ আরবী ভাষায় লিখিত। 


২. শায়খুল ইসলাম শায়খ বাহাউদ্দীন যাকারিয়া (র)-এর জন্ম ৫৬৬ হিজরীতে এবং শায়খ ফরীদ (র)-এর . 
জন্ম ৫৬৯ হিজরীতে | 


ভারতবর্ষে চিশতিয়া সিলসিলা ও এ সিলসিলার শ্রেষ্ঠতম বুয়ুর্গগণণ ৪৭ 


হযরত খাজা ফরীদুদ্দীন (র)-এর জীবনের প্রকৃত ও আসল সম্পদ এবং 
অনন্য বৈশিষ্ট্য হচ্ছে তার বিপুল আগ্রহ ও আবেগ, এশী প্রেমে মত্ততা ও 
" আল্লাহ্রই জন্য পাগলপারা-পরায় অবস্থা। হযরত খাজা নিজাযুদ্দীন রে) এক 
দিনের ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেন যে, শায়খুল কবীর হযরত খাজা শায়খ 
ফরীদুদ্দীন রে) নিজস্ব হুজরায় (কামরা) ছিলেন। মাথা ছিল উক্ত আর চেহারা 
ছিল পরিবর্তিত। হুজরার মধ্যে পাগলের মত তিনি পায়চারী করছিলেন আর 
নিন্োক্ত কবিতাটি আবৃত্তি করছিলেন ৪ 
33৩5 AA ৩১৩ Lh AS pal 
LGD CE ও 3 4০৮05 Juels EIS ৩১৩ CHE SL 
| 823৩3 Als 31 8৩৭০ এ ০231 
আমার ইচ্ছা যে সর্বদাই তোমার হয়েই আমি বেঁচে থাকি, মাটিতে মিশে 
যাই। তোমারই পায়ের তলায় আমি জীবন কাটিয়ে দেই ৷ আমার মত নিঃস্ব 
ও সর্বহারার ইহকালে ও পরকালে একমাত্র কাম্য তুমিই। তোমারই জন্য 
বেঁচে থাকি আর তোমারই জন্য মারা যাই। | 
এই কবিতা আবৃত্তির পর তিনি সিজদাবনত হয়ে মাটিতে মাথা রাখছিলেন। 
অতঃপর আবার এই কবিতাই আবৃত্তি করছিলেন এবং কামরার মধ্যে চতুর্দিকে 
অস্থিরভাবে পায়চারী করছিলেন। এভাবে তিনি বারবার সিজদায় পড়ছিলেন এবং 
বহুক্ষণ প্র অবস্থায়ই কেটে যাচ্ছিল। 
আল্লাহ্‌র ভয়-ভীতিতে তিনি সব সময় কীদতেন। কখনও উপদেশপূর্ণ কথা 
শুনলে কিংবা মর্মস্পর্শী বর্ণনা কানে এলে অথবা তার সামনে প্রেমোদ্দীপক কবিতা 
আবৃত্তি করা হলে কিংবা কোন বুযুর্গের কোন প্রভাব সৃষ্টিকারী ঘটনা শুনলে তিনি 
বে-এখতিয়ার কেঁদে ফেলতেন! কোন সময় অবিরাম কীদতে থাকতেন । সর্বদাই 
- সিয়াম পালন করতেন। পবিত্র কুরআনুল করীম হিফ্য ও তিলাওয়াতের প্রতি 
খুবই আগ্রহী ছিলেন এবং এ দু'টির (সিয়াম ও কুরআন হিফ্য) জন্য খাস খলীফা 
ও বিশেষ বিশেষ মুরীদকে ওসীয়ত করতেন ও তাকিদ দিতেন !* তিনি সামা'র 
(এক প্রকার প্রেম ও ভক্তিমূলক গযল) প্রতি অত্যন্ত আগ্রহী ছিলেন। কেউ 
. বলেছিলেন, সামা'র বৈধতা নিয়ে ‘উলামায়ে কিরামের মধ্যে মতভেদ আছে। : 
তাতে তিনি বলেন £ 
১৪ ১৬১৯ 2৩৫৪ Lh ০০০৪৯ আসল লল TUL 0৮৯8 
এ] SLES 


১. সিয়ারুল আওলিয়া । ২. সুলতানুল মাশায়িখ (র)-এর জীবনী দ্রষ্টব্য । 


৪৮ সংপামী সাধকদের ইতিহাস 


সুবহানাল্লাহ! একজন জ্বলে-পুড়ে ছাই হয়ে গেল আর তারা এখনও 
মতভেদেই লিপ্ত রইল ৷ 
তার সারা জীবনের নীতি ছিল ধনী ও ক্ষমতাসীনদের থেকে দূরে থাকা, 
নিজের অবস্থা গোপন রাখা এবং দরবেশী জীবন যাপন করা । স্বীয় প্রবীণ 
বুষর্গদের রীতি-নীতি ও চলন-পদ্ধতি আয়ত্ত করে এবং সেগুলির মধ্যে 
একান্তিকতা ও নিষ্ঠার হিফাযত তথা তরীকার প্রচার ও প্রসারের গোপন রহস্য 
নিহিত আছে জেনে তিনি তার ওপরই শক্ত ও সুদৃঢ়ভাবে কায়েম ছিলেন। আপন 
তরীকতের তেরীকতে চিশতিয়া) একজন ভাই হযরত শায়খ বদরুদ্দীন গযনভী 
€র) [যিনি ছিলেন হযরত খাজা কুত্বুদ্দীন বখতিয়ার কাকী '(র)-এর শ্রেষ্ঠ 
খলীফাদের অন্যতম] সাম্রাজ্যের কিছু অমাত্যবর্ণের সাথে সম্পর্ক রাখতেন! তারা 
শায়খ গযনভী (র)-এর জন্য দিল্লীতে একটি খানকাহও তৈরি করে দিয়েছিলেন 
এবং স্বতন্ত্র ও বৈশিষ্ট্যমপ্তিত পদ্ধতিতে তীর খিদমতও করতেন। বিগ্রবাত্মক 
. ক্ুখী-রোষগারের কারণে যখন তিনি শাহী আমীরের রোষানলে পড়েন, তখন 
তাকে বেশ দুঃখ-কষ্ট পোহাতে হয়। তিনি এই দুর্দশা থেকে উদ্ধারের আশায় 
শায়খুল কবীর হযরত গঞ্জে শকর (র)-এর নিকট দু'আপ্রার্থী হলে তিনি জবাবে 
লিখেছিলেন £ | 
EE ES EE TE EUR EE OEE HE EEL 
হবে যেখানে সে সর্বদা অস্থির ও পেরেশান থাকবে। আপনি তো পীরানে 
পাক হযরত খাজা কাকী (র)-এর ভক্তদের অন্যতম৷ অতএব তীর তরীকা 
ও পদ্থার পরিপন্থী খানকাহ্‌ কেনই-বা নির্মাণ করলেন আর কেনই-বা 
সেখানে অধিষ্ঠিত হলেন? হয়রত খাজা কুতুবুদ্দীন রে) এবং হযরত খাজা 
মু'ঈনুদ্দীন চিশতী (র)-এর তরীকা ও জীবন-পদ্ধতিতে এটা ছিল না যে, 
নিজের জন্য খানকাহ্‌ নির্মাণ করে দোকান সাজাবেন। তীদের আদর্শ ও 
নীতিই ছিল নাম নিশানাহীন নির্জন বাস।২ 
এই স্বভাবগত ঝৌক ও প্রবণতার কারণে এবং সর্বসাধারণ ও বিশিষ্ট 
ব্যক্তিবর্গের ভীড় ও আনাগোনার ফলে ইস্তিকালের পূর্বে পুনরায় তীর জীবনে 
অভাব-অভিযোগ ও টানাপোড়েন দেখা দেয়। সিয়ারুল আওলিয়া পুস্তকে হযরত 
খাজা নিজায়ুদ্দীন আওলিয়া রে) বলেন ৪. | 


১. সিয়ারুল আওলিয়া 
২. সিয়ারুল ‘আরিফীন, পৃ. ৮৫; বযমে সৃকীয়া থেকে গৃহীত। 


ভারতবর্ষে চিশতিয়া সিলসিলা ও এ সিলসিলার শ্রেষ্ঠতম বুযুগণিণ ৪৯ 


শুুখুল ‘আলম হযরত শায়খ ফরীদ রে) শেষ বয়সে ইন্তিকালের কাছাকাছি 
সময়ে খুবই আর্থিক অনটনের ভেতর ছিলেন! আমি রমযান. মাসে তার 
খিদমতে উপস্থিত ছিলাম ।-এত অল্প পরিমাণ খাবার আসত যে, তা উপস্থিত 
লোকদের জন্য মোটেই যথেষ্ট হ'ত না। সে সময় কোন রাত্রিতেই আমি পূর্ণ 
পরিতৃপ্তি সহকারে খেতে পাইনি। খাদ্য-সামথী যা দেখা যেত তা ছিল 
নিতান্তই সামান্য ও মামুলী ধরনের । আমি রওয়ানা হ্বার প্রাক্কালে হযরত 
শায়খ রে) আমাকে একটি সুলতানী (সম্ভবত সে যুগের প্রচলিত মুদ্রা) পথ 
খরচের জন্য দিলেন। এ দিনই মাওলানা বদরুদ্দীন ইসহাকের মাধ্যমে 
নির্দেশ পেলাম, আজ অবস্থান কর, কাল যেও। ইফতার মুহুর্তে হযরত 
শায়খ ফরীদ রে)-এর ঘরে খাবার কিছুই ছিল না৷ আমি জানতে পেরেই 
তৎক্ষণাৎ শায়খ (র)-এর খিদমতে যাই এবং আরয করি যে, হুযুরের দরবার 
থেকে আমাকে একটি সুলতানী দেওয়া হয়েছিল! যদি অনুমতি পাই তবে 
তা দিয়ে কিছু খানা-পিনার ইন্তিজাম করতে পারি। হযরত অনুমতি দেন 
এবং আমার জন্য প্রাণ খুলে দ'আা করেন ।১ 


সির বার 
বর্ণনা থেকে ইন্তিকালের অবস্থা নিম্নরূপ বর্ণনা করেন ৪ 

সুহাররাম মাসের পাঁচ তারিখে অসুখ অত্যন্ত বেড়ে যায়। ইশার সালাত 
জামা'আতেই- আদায় করেন। সালাতের পর তিনি বেহুশ হয়ে পড়েন। 
কিছুক্ষণ পর হুশ ফিরে পেলে জিজ্ঞাসা করেন. ‘আমি কি ‘ইশার সালাত 
আদায় করেছি? সবাই বলল, হী! তিনি বলেন, “দ্বিতীয়বার পড়ি, জানি না 
কখন কি হয়!’ তিনি সালাত আদায় করেন এবং এরপর আবারও বেহুশ হয়ে 
যান। এবার বেহুশী অবস্থা ছিল দীর্ঘক্ষণ ৷ হুশ ফেরার পর পুনরায় জিজ্ঞাসা 
করেন, ‘আমি দ্বিতীয়বার সালাত আদায় করেছি?” জানানো হ'ল, হা! আপনি 
ইতিমধ্যেই তা দু'বার আদায় করেছেন।' তখন তিনি উত্তরে বললেন, 
‘আরও একবার আদায় করি । কে জানে কখন কি হয়? এরপর তিনি তৃতীয় 
দফা সালাত আদায় করেন। অতঃপর মৃত্যুর কোলে চলে পড়েন।২ 


ইন্তিকালের তারিখ ছিল €ই মুহাররাম, মঙ্গলবার, হিজরী ৬৬৪ ৩ ।৩ আজুদহনে 
০9782 
উপর গুশ্বজ নির্মাণ করে দেন। | 
১. সিয়াকুল আওলিয়া, সৃ ৬৬ । ২. সিরারুল আওলিয়া, পৃ; ৮৯। | 
৩ লাভার 
হযরত খাজা শায়খ ফরীদ তোক ত 
Rati de 


সংগ্রামী সাধক (তয় খণ্ড)-৪ 


৫০ সংগ্রামী সাধকদের ইতিহাস 


হয়রত খাজা শায়খ ফরীদুদ্দীন গঞ্জে শকর রে) পাঁচজন ছেলে ও তিনজন 
কন্যা রেখে যান। পুত্রদের নাম যথাক্রমে শায়খ নাসরুদ্দীন নাসরুল্লাহ্‌, শায়খ 
শিহাবুদ্দীন, শায়খ বদরুদ্দীন সুলায়মান, খাজা নিজাযুদ্দীন ও শায়খ ইয়া'কুব। 
কন্যাত্রয় হলেন বিবি মাসতুরা, বিবি ফাতিমা ও বিবি শরীফা । | 

হযরত খাজা শায়খ ফরীদুদ্দীন গঞ্জে শকর রে)-এর ওফাতের পর তৃতীয় 
পুত্ৰ শায়খ বদরুদ্দীন সুলায়মান (র) পিতার স্থলাভিষিক্ত হন! তারই পুত্র 
সাজ্জাদানশীন শায়খ ‘আলাউদ্দীন আজুদহনী (র) পবিত্রতা ও আল্লাহ্‌ভীরুতার 
দিক দিয়ে অত্যন্ত মশহুর ছিলেন। মুহাম্মদ তুগলকও তীর মুরীদ দলের অন্তর্ভুক্ত 
হয়ে যান।৯ আল্লাহ্‌ পাক রূহানী সিলসিলার ন্যায় হযরত খাজা শায়খ ফরীদ 
(র)-এর সন্তান-সন্ততি ও বংশাবলীর ক্ষেত্রেও অত্যন্ত বরকত দান করেছিলেন । 
হিন্দুস্তানের বিভিন্ন অংশে তার বংশধরণণ ছড়িয়ে আছেন। সাধারণভাবে তারা 
ফরীদী নামে খ্যাত। 

হযরত খাজা শায়খ ফরীদুদ্দীন গঞ্জে শকর রে)-এর পীচজন খলীফার নাম 
বিশেষভাবে উল্লেখ করবার মত ৷ এঁরা হলেন শায়খ জামানুদ্দীন হীসুবী রে), 
শায়খ বদরুদ্দীন ইসহাক রে), শায়খ নিজামুদ্বীন আওলিয়া রে), শায়খ ‘আলী 
আহমদ সাবির রে) এবং শায়খ আরিফ রে)। 
| শায়খ জমানুদীন (আহমদ ইবন সূতা) খতীব ইসবী রে) হযরত খাজা 
শায়খ ফরীদ রে)-এর অত্যন্ত প্রিয় ও বিশ্বস্ত খলীফা ছিলেন৷ তারই খাতিরে তিনি 
সুদীর্ঘ ১২ বছর যাবত হাসিতে অবস্থান করেন। যখনই তিনি কাউকে 
খিলাফতনামা লিখে দিতেন, তখনই বলতেন, “যাও, হাসিতে গিয়ে শায়খ 
জামালুদ্দীনকে দেখিয়ে নেবে ।” যদি শায়খ জাম্নালুদ্দীন খিলাফতনাসা কবুল করে 
নিতেন তবে তিনিও কবুল করতেন। শায়খ জামাল নামঞ্জুর. করলে তিনিও 
নামঞ্জুর করতেন এবং বলতেন, 'জামালের ছেঁড়া জিনিস সেলাইয়ের অযোগ্য ৷ 
তিনি প্রায়ই বলতেন, "জামাল আমার সৌন্দর্য ।”২ 

রা “হযরত খাজা (র) আমাকে 

এটা বলেছেন, এটার জন্য হিদায়েত করেছেন।” যদি এ সন সঠিক ও বিশুদ্ধ মনে করা হয় তবে ৬৬৪ 

হিজরী মৃত্যু তারিখ যা সাধারণভাবে মশহুর ও অধিকাংশ কিতাবেই উল্লিখিত ও বর্ণিত, তা সন্দেহযুক্ত 

হয়ে পড়ে এবং মেনে নিতে হয় যে, হযরত শায়খ ফরীদ (র)-এর ওফাত এর পরে হয়েছিল। অন্যান্য 

পুস্তকে যা উল্লেখ করা হয়েছে ভাতে অনুমান করা চলে যে; হযরত শায়খ ফরীদ (র)-এর ওফাত 

৬৭০ হিজরীতে হয়েছিল, যা খাবীনাতুল আসফিয়া ও তাযকিরাতুল 'আশিকীন নামক গ্রন্থের বরাত 

‘দিয়ে পেশ করা হয়েছে। 
১. সিয়ারুল আওলিয়া, পৃ. ১৯৬। 
২. নুযহাভুল খাওয়াতির, সি 


ভারতবর্ষে চিশতিয়া সিলসিলা ও এ সিলসিলার শ্রেষ্ঠতম বুযুর্গগণ ৫১ 


শায়খ জামালুদ্দীন স্বীয় শায়খ রে)-এর জীবদ্দশায় ৬৫৯ হিজরীতে ইন্তিকাল 
করেন। শায়খ কুত্বুদ্দীন মুনাওয়ার [হযরত খাজা নিজামুদ্দীন আওলিয়া (র)-এর 
প্রিয় খলীফা] তারই পৌব্র। 

শায়খ বদরুদ্দীন ইবন ইসহাক ইবন ‘আলী রে) বুখারার নেতৃস্থানীয় 
ব্যক্তিবর্গের অন্যতম ছিলেন। তিনি হযরত খাজা শায়খ ফরীদুদ্দীন (র)-এর 
খলীফা, খাদিম এবং জামাতা ছিলেন। হযরত খাজা নিজামুদ্দীন আওলিয়া রে) 
তাকে অত্যন্ত সম্মান ও শ্রদ্ধা করতেন। তিনি ছিলেন স্বীয় শায়খ রে)-এর শিক্ষা 
. ও সাহচর্ষের জীবন্ত প্রতিমূর্তি। চোখ থাকত সর্বদাই অশ্রুভেজা। প্রায়ই কীদতেন, 
যার ফলে চোখের দৃষ্টিশক্তি দুর্বল ও ক্ষীণ হয়ে গ্রিয়েছিল। জনৈক ব্যক্তি বলেছিল, 
“আপনি যদি কারা সংযত করেন তাহলে আপনার ব্যবহারের জন্য আমি সুরমা 
বানিয়ে দেব!” উত্তরে তিনি বলেছিলেন, “চোখের ওপর আমার কোন, নিয়ন্ত্রণ 
" নেই।” তীর ইবাদত-বন্দেগী, আল্লাহ্‌র পথে অব্যাহত প্রয়াস ও নিরলস সাধনা 
দেখে শায়খুল কবীর 'হযরত শায়খ ফরীদুদ্দীন গঞ্জে শকর (র)-এর স্মৃতি জীবন্ত 
হয়ে উঠত। তিনি অত্যন্ত প্রতিভার ও ক্ষণজন্মা পুরুষ ছিলেন। বহু দিন তিনি 
দিল্লীর প্রসিদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান সুইযৃষিয়া মাদরাসায় শিক্ষকতা করেন। পরিপূর্ণ 
শিক্ষালাভের উদ্দেশ্যে বুখারা পর্যন্ত গিয়েছিলেন! ফারসী ও আরবী ভাষায় এমত ' 
পরিমাণ ব্যুৎপত্তি লাভ করেন যে, অবলীলাক্রমে কবিতা রচনা ও আবৃত্তি করে 
যেতে পারতেন । পঠিত ও শিক্ষণীয় অধ্যায়কে পদ্যে ঢেলে সাজাবার আশ্চর্য 
ক্ষমতা ছিল তার! “কিতাবুস্‌ সরফের' সমস্যাবলী সম্পর্কে তার পদ্যে লিখিত 
একখানা পুন্তকও পাওয়া যায়। হযরত খাজা নিজামুদ্দীন আওলিয়া রে)-এর 
সালাতের ইমাম খাজা মুহাম্মদ এবং খাজা মুহান্মদ মূসা হযরত শায়খ বদরুদ্দীন 
ইবন ইসহাঁকেরই সাহেবযাদা ছিলেন। ৬৯০ হিজরীর ৬ই জমাদিউছ ছানী তার 
ওফাত হয়।১ 

পানির বাজী এন রকি নন 
সিবিস্তান পাঠিয়ে দেন! কিন্তু তিনি এ খিলাফতনামা স্বীয় শায়খ (র)-কে এই 
বলে ফিরিয়ে দেন যে, এ বড় নাযুক দায়িত্‌ । তিনি এতবড় দায়িত্ব পালনের 
উপযুক্ত নন। শায়খ .রে)-এর দুআ ও অনুগ্হই তার জন্য যথেষ্ট। অতঃপর 
শায়খ (র)-এর এজাযত নিয়ে হজ্জ-পর্ব সমাধা করবার নিয়তে তিনি বায়তুল্লাহ্‌ 
জা হল হরির, 


১. নু'যহাতুল খাওয়াতির। ত 
২. সিয়ারুল আওলিয়া, পৃ. ১৮৪ ও ১৮৫। . 


৫২ ঁ সংগ্রামী সাধকদের ইতিহাস 


শায়খ কবীর “আলাউদ্দীন “আলী ইবন আহমদ সাবির ইসরাঈল বং! 
ছিলেন। নির্জনবাস এবং আল্লাহ্‌র সন্তুষ্টি ও রিযামন্দী লাভের উদ্দেশ্যে দুরূহ 
সাধনায় তিনি ছিলেন অতুলনীয়! পীরান কলীর নামক স্থানে ইবাদত, জনসেবা 
এবং আত্মোন্রতির. ভেতর মশগুল থেকে ১৩ই রবিউল আওয়াল, ৬৮১ হিজরী 
অথবা ৬৯০ হিজরীতে তিনি ওফাত পান! হযরত শায়খ শামসুদ্দীন তুর্ক 
পানিপথী এঁরই খলীফা ছিলেন! 


সুলতানুল মাশারিখ হযরত শায়খ নিজামুদীন (র) চিশতিয়া সিলসিলার 
প্রথম বুযুর্গ খীর প্রভাব-বলয় ও প্রতিপত্তি নিজের জীবদ্দশায়ই সমগ্র ভারতবর্ষে 
পরিব্যাপ্ত হয়ে পড়ে এবং যিনি ভারতবর্ষের ইসলামী সমাজ জীবনকেও 
বিশেষভাবে প্রভাবাবিত করেন। রাষ্ট্রীয় জীবন থেকে শুরু করে সাধারণ মানুষ ও 
দরিদ্রের পর্ণ কুটির জীবন পর্যন্ত সর্বত্রই তিনি নিজেকে শ্রদ্ধাশীল করে তোলেন। 
তিনি ভারতবর্ষের বুকে তরীকতের প্রথম শায়খ ও আধ্যাত্মিকতার পথপ্রদর্শক 
(মুরশিদ) ধার সর্বাপেক্ষা বিস্তারিত ও নির্ভরযোগ্য. জীবনী পাওয়া যায়। 


১, নুরহাতুল খাওয়াতির। আশ্চর্যজনক ব্যাপার এই যে, শায়খ “আলী আহমদ সাবিরের অবস্থা সম্পর্কে 
সমসাময়িক বর্ণনা ও ইতিহাস নীরব। সিয়ারুল আওলিয়া গ্রন্থে আমীর খোরদ তীর বর্ণনা দিতে গিয়ে 
অপ্রাসঙ্গিকভাবে বলেন যে, শায়খ ‘আবদুল হক মুহান্দিছ দেহলভী (র) সন্দেহ পোষণ করেন: যে, এটা 
হযরত শায়খ ‘আলী আহমদ সাবির পীরান কলীরীর বর্ণনা অথবা এ নামেরই অপর কোন বুযর্গ 
ব্যক্তির বর্ণনা! আমীর খোরদ বলেন $ 
“অধম নিজ ওয়ালিদ (র্)-এর কাছ থেকে শুনেছে যে, একজন উচ্চ মর্যাদাসম্পন্ন দরবেশ ছিলেন যাঁকে 
“আলী আহমদ সাবির বলা হ'ত। তিনি দরবেশীতে অটল ও মযবুত নিসবত ও প্রভাবসম্পন্ন এবং . 
ডিগ্রী নামক স্থানের অধিবাসী ছিলেন। তিনি হযরত শায়খ ফরীদুদ্দীন (র)-এর মুরীদ ছিলেন এবং 
তিনি তাকে বায়'আত গ্রহণের এজাযতও দিয়ে রেখেছিলেন। 
সমসাময়িক কিংবা নিকটবর্ভীকালের বর্ণনায় তাদের বর্ণনা থাকুক আর নাই থাকুক কিংবা ছিটেফৌটা 
ও সংক্ষিপ্ত থাকুক, ভাদের সিলসিলার মহান বুযর্গগণের অবস্থাদি, উচ্চ মর্যাদা, জ্ঞান ও প্রজ্ঞার ক্ষেত্রে 
আসন, দূরদৃষ্টিসম্পন্ন লোকদের এই সিলসিলার জনপ্রিয়তার ওপর এঁকমত্য এবং সারা দুনিয়ায় এর 
ফয়েখ ও বরকত ও গ্রভাব-প্রতিপত্তি সাক্ষী যে, এই সিলসিলার প্রতিষ্ঠাতা অত্যন্ত উচ্চ মকাম, উচ্চ 
নিসবতের অধিকারী, অধিকন্তু আল্লাহ্‌ পাকের নিকট মকবূল ও প্রিয় বান্দারূপে গৃহীত। ইতিহাসের 
সাক্ষ্যও এর থেকে বড় হতে পারে না। এটাই ইতিহাসের প্রথম অসতর্কতা ও ভুল নয়। প্রাচীনকালে 
বহু কামিল ব্যক্তি এমনও অতিক্রান্ত হয়ে গেছেন ধারা ইতিহাসের তীক্ুদৃষ্টি থেকে এড়িয়ে গেছেন এবং 
লোকচক্ষুর অন্তরালে রয়ে গ্রেছেন। 
এই দিলসিলায় (সাবিরিয়া চিশতিয়া) বড় বড় ও বিরাট মাশায়িখ, “আরিফ, মুহাকিক ও সংকারক 
জন্মেছেন। যেমন হযরত মাখদুম আহমাদ ‘আবদুল হক কুদাওলভী (র) খীর পবিত্র বরকতময় সত্তাকে 
বি নন ডি রত কনা হযরত শায়খ 

পেরব্তী পৃষ্ঠায় দ্রব্য) 


ভারতবর্ষে চিশতিয়া সিলসিলা ও এ সিলসিলার শ্রেষ্ঠতম বুযুর্গগণ ৫৩ 


অপরদিকে তীর পীর ও মুরশিদণণ লিখিত কোন কিছুই রেখে যান নি। তাঁদের 
খলীফাবর্ণও স্বীয় পীর ও মুরশিদগণের মলফুযাত ও জীবনের ঘটনা ও অবস্থাদি 
নানার করেছেন, জার না ভারা মায় গর ও সরযিদ তয় মারবো ৪ 
জীবনীর সংকলন তৈরি করেছেন ।১ কিন্তু তীর মলফুযাত ও জীবনী সংকলনের 
বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে দু*টো মূলবান, বিশ্বস্ত ও নির্ভরযোগ্য 
উত্স রয়েছে। তন্মধ্যে একটি ফাওয়ায়িদুল ফুওয়াদ-আমীর হাসান ‘আলা সিজযী 
+ (মৃত্যু ৭৩৭ হিজরী) এটি রচনা করেন। হযরত খাজা নিজামুদ্দীন (র)-এর 


পর্বের পৃষ্ঠার পর) আবদুল কুদস গংগুহী বে), হযরত শায়খ মুহিরুল্লাহ এনাহাবাদী রে), শায়খুল 
“আরব ওয়াল আজম হযরত হাজী ইমদাদুল্লাহ সুহাজিরে মক্কী রে), কুতুবুল ইরশাদ হযরত মাওলানা 
রশীদ আহমাদ গনুহী রে), কাসিমুল ‘উলুম হযরত মাওলানা কাসিম নানৃতবী রে) যিনি দেওবন্দ 
মাদরাসার প্রতিষ্ঠাতা ছিলেন, হাকীমূল উন্মত হযরত মাওলানা আশরাফ “আলী থানবী রে), হযরত 
শায়খুল হিন্দ মাওলানা মাহমুদ হাসান দেওবন্দী (র), হযরত খলীল আহমাদ সাহারানপুরী বে), 
হযরত শায়খ “আবদুর রহীম রায়পুরী রে), হযরত মাওলানা হুসারন আহমাদ মাদানী (র), হযরত 
মাওলানা মুহাম্মদ ইলয়াস কানদেহলজী (৫), শায়খুল হাদীছ হযরত মাওলানা মুহাকষদ যাকারিয়া 

, ফানদেহলজী রে) প্রমুখ । আমাদের এ যুগেও আল্লাহ্‌ তা'আলা এই সিলসিলা দ্বারা দীন ইসলামের 
হিফাষত ও বিশ্বব্যাপী রেনেসীর কাজ করিয়ে লিচ্ছেন। এ মুহুর্তে সবচেয়ে ব্যাপক ও কার্যকরী এই 
সিলসিলা জোরদারভাবে সক্রিয়। দারুল উলুম দেওবন্দ এবং মাজাহিরুল ‘উলুম সাহারানপুরের 
তা'লিমী খিদমত, মাওলানা আশরাফ আলী থানভী (র)-এর লেখনী ও মাওয়াইজ গ্রন্থসমূহ ও 
সর্বশেষ মাওলানা মুহাশ্মদ ইলিয়াস রে)-এর দাওয়াত ও তাবলিগী আন্দোলন অভিযানের ছারা এই 
সিলসিলার ফরেষ দুমিয়াব্যাপী প্রসার লাভ করেছে। অধ্যাপক খালীক আহমদ নিজামী 'তারীখে 
মাশারিখে চিশৃত’ চিশভিয়া তরীকার মহান ' বুযর্গদের ইতিহাস) নামক গ্রন্থে বলেন ৪ বিগত 
'শতান্ীগুলিতে কোন বুষর্ণই চিশতিয়া সিলসিলার সংক্কারমূলক মৌলিক নীতিগুলি এমনভাবে চুষে 
নিতে সক্ষম হয়নি যেমনটি মাওলানা মুহাম্মাদ ইলয়াস রে) সক্ষম হয়েছেন। (২৩৪ পৃ.) 
আজও রায়পুরে হযরত মাওলানা আবদুল কাদির সাহেবের খানকাহ টিশতিয়া দিলসিলার প্রাচীন 
খানকাহগুলির একাগ্রতা, কর্মতৎপরতা, আল্লাহ্র স্মরণে নিমগ্নতা, প্রেম ও প্রীতির ও ব্যথা-বেদনার 
কর্ম কোলাহলের ন্মৃতিকেই জীবন্ত করে তোলে । আফসোস যে, হযরত মাওলানা ‘আব্দুল কাদির 
সাহেবের ওফাতের পর এ খানকাহুটিও প্রাচীন অবনুগ্ত খানকাহগুলির তালিকায় স্থান পেয়েছে। 

. “আল্লাহ্‌ ব্যতীত প্রতিটি বন্তুই ধ্বংসশীল।”-আল-কুরআন। 

১. হযরত নাসীরুদ্দীন চেরাগে দিল্লী (র)-এর মলফ্যাত-শায়রুল মাজালিসে বর্ণিত আছে, তিনি বলেন, 
আমার হযরত পীর ও মুরশিদ জনাব সুলতানুল আওলিয়া কুদ্দিসাল্লাহু সিররুভুল “আযীয বলেন, আমি 
কোন কিতাব প্রণয়ন করি নাই এজন্যই যে, খিদমতে শায়খুল ইসলাম হযর্ত ফরীদুদ্দীন রে), শায়খুল 
ইসলাম হযরত খাজা কুত্বুরীন বখতিয়ার কাকী (র) এবং বাকী অন্যান্য চিশতিয়া তরীকার বুযর্গগণ, 
খারা আমাদের শেজরার অন্তর্গত, কেউই কোন কিতাব প্রণয়ন করেন নাই। খায়রুল মাজালিস-এর 
অনুবাদ সিরাজুল মাজালিসের ৩৫ পৃ. ৷ 


7৫৪. সং্ঘীমী সাধকদের ইতিহাস - 


প্রতিটি শব্দ আলাদা আলাদা শুনেছেন এবং এর সৌন্দর্যের প্রশংসা করেছেন। 
. তীর সাথী ও খাদিমবৃন্দও এর বিশুদ্ধতাকে সাধারণভাবে স্বীকার করেছেন এবং 
একে জীবনের ওসীলা ও তাবিষরূপে গ্রহণ করেছেন।” 

দ্বিতীয়, সিয়ারুল আওলিয়া; আমীর খোরদ সায়্যিদ মুহাম্মাদ মুবারক ‘আলভী 
কিরমানী (মৃত্যু ৭৭০ হিজরী) এটি রচনা করেন। আমীর খোরদ খোরদসালগীতে 
হযরত খাজা নিজামুদ্দীন আওলিয়া রে)-এর হাতে বায়'আত হন এবং তীর 
সাহচর্য ও সান্নিধ্য লাভে ধন্য হন। এরপর হযরত শায়খ নাসীরুদ্দীন চেরাগে 
দিল্লীর হাতে বায়'আত হন। তীর পিতা নুরুদ্দীন মুবারক ইবন সায়্যিদ মুহাম্মদ 
কিরমান (মৃত্যু ৭৪৯ হিজরী) হযরত খাজা নিজামুদ্দীন (র)-এর পুরনো বন্ধু ও 
একনিষ্ঠ ভক্ত ও অনুরক্ত ছিলেন।.এ কিতাবের অধিকাংশ বর্ণনা তার থেকেই 
.নেওয়া হয়েছে৷ স্বীয় শায়খ হযরত নাসীরুদ্দীন চেরাগে দিল্লী রে)-এর থেকে 
শোনা বহু বৰ্ণনাও এতে লিপিবদ্ধ করেছেন৷ নিজের চোখে দেখা অবস্থাদি ও নিজ 
কানে শোনা মলফ্যাতও এতে লিপিবদ্ধ করা হয়েছে। হযরত খাজা নিজায়ুদ্দীন 
আওলিয়া রে)-এর জীবন ও ঘটনাপজ্জী, তার শ্রেষ্ঠতম খলীফাদের অবস্থা ও 
কামালিয়াতের এটাই বিস্তৃত ও নির্ভরযোগ্য সংকলন। উল্লিখিত দুটি কিতাবের 
ফলেই বিশেষ করে হযরত খাজা নিজামুদ্দীন আওলিয়া (র)-এর জীবন ও 
অবস্থাদি, ঝৌরু ও স্বাভাবিক প্রবণতা, তা'লীম ও তরবিয়তের প্রক্রিয়া, সংস্কার ও 
প্রচারধর্মী নিরলস প্রয়াস ও সাধনা, ভীর ফয়েয ও বরকত এবং প্রভাবপঞ্জী 
সংরক্ষিত হয়ে যায় এবং ইতিহাসের উজ্জ্বলতর লেখনীমালার মধ্যে তা বন্দী হয়ে 
পড়ে । 

এ মহান ব্যক্তির মর্যাদা ও প্রভাব, বিভিন্ন অবস্থা ও উৎসমূলের 
সহজপ্রাপ্যতার কারণে, ইসলামী রেনেসীর ইতিহাসের কেন্দ্রীয় -ও যুগনায়ক 
ব্যক্তিত্ব হিসাবে তার সত্তাকে নির্বাচিত করা হয়েছে। 


১. এতে ওরা শাবান, ৭০৭ হিজরী থেকে ৯ই শা'বাম, ভিসি মজিদ লিজ 
সংকলিত হয়েছে। 


৬ 


নিজামুদ্দীন আওলিয়া রে.) 


দ্বিতীয় অধ্যায় 


সুলতানুল মাশায়িখ হযরত নিজামুদদীন (র)-এর 
2 জীবনী ও কামালিয়াত 


নাম মুহাম্মাদ, নিজামুদ্দীন উপাধিতে সাধারণ্যে খ্যাত ও পরিচিত। পিতার 
নাম আহমদ ইবন ‘আলী ৷ তিনি ইমাম হুসায়ন (রা)-এর বংশধর. ছিলেন৷ 
মাতামহ সায়্যিদ বংশোভূত ছিলেন। পিতামহ খাজা ‘আলী এবং মাতামহ খাজা 
“আরব দু'জনেই একই পিতামহের পৌত্র ছিলেন। উভয়ই বুখারা থেকে এসে 
কিছুদিন লাহোরে অবস্থান করার পর সেখান থেকে বদায়ুন আসেন। 


৬৩৬ হিজরীতে তিনি বদায়ূনে জনাগ্রহণ করেন ।১ বদায়ুন প্রাচীন বদাউন)২ 
অভিজাত ও নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের আবাসভূমি ছিল। বহু নেতৃস্থানীয়, সন্মানিত 
ও শ্রদ্ধেয় বুযর্গ ইরান ও খুরাসান প্রভৃতি স্থান থেকে এসে এখানে বসতি স্থাপন 
করেছিলেন। 


১. সিরারুল আওলিয়া প্রণেতা হযরত খাজা নিজামুদ্দীন (র)-এর বয়স হিসাব করে উপরিউক্ত জন্ম 
সনকেই নির্ভরযোগ্য মনে করেছেন৷ 

২. বদাউন রোহিলাখণ্ডের সুঠ নদীর বাম তীরে অবস্থিত। সে যুগে জনবসতিপূর্ণ ও জৌলুসপূর্ণ স্থান ছিল! 
দিল্লীর জন্য সীমান্ত শহর হিসেবে বিবেচিত হত । সেজন্য পুরাতন দিল্লীর একটি দরজার নামই ছিল 
বদাউন দরজা (নুষহাতুল খাওয়াতির)। 

বদাউন কেল্লার বর্তমান ধ্বংসাবশেষ তার অতীত মর্যাদা ও সুদৃঢ় ভিত্তির স্বাক্ষর বহন করছে। ১১৯ 
রিষ্টান্দে সুলতান মুহাম্মাদ ঘোরীর প্রধান সেনাপতি কুতবুদ্দীন আয়বক একে জয় করেন এবং আগন 
ক্রীতদাস মালিক শামসুদ্দীন আলতামাশকে বদাউনের আমীর শোসনকর্তা) নিযুক্ত করেন। আল 
তামাশ এখানে ১২২২ ব্িক্টাব্দে একটা সুদৃশ্য ও প্রশস্ত মসজিদ নির্মাণ করান যা আজ পর্যন্ত বিদ্যমান 
আছে। দ্র দু'জন বাদশাহ আলতামাশ এবং ভারই পুর ুকবুদীন ফিরোয শাহ উভয়েই সিংহাসনে 
আসীন হবার পূর্বে বদাউনের গভর্নর ছিলেন (ইনসাইক্লোপেডিয়া ব্িটানিকা, বুদায়ল বদাউন) ৷ “দীনি 
ও জ্ঞান-বিজ্ঞান সম্পর্কিত বিভিন্ন উক্তি' নামক মওলবী শকী এম.এ. কৃত গ্রন্থ থেকে বর্ণিত, ১ম খণ্ড, 
পৃ-২৪১। 


৫৮ সংগ্রামী সাধকদের ইতিহাস 


প্রাথমিক শিক্ষা ও প্রশিক্ষণ 

হযরত নিজাযুদ্দীন পাঁচ বছর বয়সে পিতৃহীন হন। তীর সৎকর্মশীলা ও 
আল্লাহ্ভক্ত মা এই ইয়াতীম শিশুর প্রতিপালন এবং ধর্মীয় ও নৈতিক প্রশিক্ষণ 
পুরুষোচিত সাহসিকতা ও প্রিভূল্েহে সম্পন্ন করেন। কিতাব পড়বার মত বয়সে 
উপনীত হলে তিনি মাওলানা আলাউদ্দীন উসূলীর* সামনে নীত হন এবং ফিকহ্‌- 
এর প্রাথমিক কিতাবাদির শিক্ষা সেখানেই লাভ করেন। কুদুরী সমাপ্ত করার পর 
মাওলানা “আলাউদ্দীন বললেন, “মাওলানা নিজামুদ্দীন! এখন শ্রেষ্ঠত্ব, মহত্ব ও 
ফধীলতের পাগড়ী মাথায়, বাধো!” ঘরে এসে তিনি মাকে জানালেন, উস্তাদ তাকে 
দক্তারবন্দীর হুকুম দিয়েছেন। এখন দত্তার কোখেকে আনি। মা বললেন, “বাবা! 
নিশ্চিত থাক, আমিই তার বন্দোবস্ত করব।' অতঃপর তুলা ক্রয় করে সুতা 
কাটিয়ে পাগড়ী বানিয়ে দিলেন 1২ এতদৃসংক্রান্ত অনুষ্ঠানে “উলামায়ে কিরাম ও সে 
যুগের সতকর্মশীল মহান ব্যক্তিদের আমন্ত্রণ জানান হয়। শায়খ জালালুদ্দীন 
তাবরিবী (র)- এর মুরীদ খাজা “আলী এক প্যাচ বীধেন এবং অনুষ্ঠানে উপস্থিত 
সুধীবৃন্দ তার কল্যাণকর জ্ঞান ও সার্বিক পরিপূর্ণতা প্রাপ্তির জন্য দু'আ” করেন।* 


কঠোর দারিদ্য ও মা’য়ের প্রশিক্ষণ 

ছোট অথচ অভিজাত পরিবার যা পিতার শ্নেহচ্ছায়া থেকে বঞ্চিত- দারিদ্রের 
নিম্পেষণ সইবে, তাতে আর বিচিত্র কি! আর এতে নতুনত্বেরও তেমন কিছু 
লেই। হযরত খাজা নিজামুদ্দীন (র) বলেন, মা'র অভ্যাস ছিল, যেদিন আমাদের 
ঘরে রান্না করবার মত কিছুই থাকত না তখন তিনি বলতেন ৪ আমরা আজ 
সবাই আল্লাহ্র মেহমান। আমি একথা শুনে বড়ই মজা পেতাম । একদিন 
আল্লাহ্র জনৈক বান্দাহ স্বল্প পরিমাণের খোরাক ঘরে পৌছিয়ে যায়! পর পর 
বেশ কয়দিন তা দিয়ে কুটি প্রস্তুত হতে থাকে । আমি শেষ পর্যন্ত-হাপিয়ে উঠলাম 
এবং এই আশায় থাকলাম, ওয়ালিদা সাহেবা কখন বলেন যে, আজ আমরা 
সবাই আল্লাহ্‌র মেহমান! শেষাবধি সে খোরাকীর শেষ দানাটুকু শেষ হবার পর 
আমার ওয়ালিদা সাহেবা বললেন, ‘আজ আমরা সবাই আল্লাহ্র মেহমান। এ 
কথা শোনায় যে পরিমাণ মজা ও আনন্দ পেয়েছিলাম তা বর্ণনাভীত 18 


১. মাওলানা আলাউদ্দীন “আলী আল-উসূলী শায়খ জালালুদ্দীন তাবরিযী রে)-এর মুরীদ ছিলেন। স্বীয় 
শায়খ হযরত জালালুদ্দীন তাবরিধী রে)-এর পদাংক অনুসরণের ওপর প্রচ্ছন্ন অবস্থা ও রহস্যের খুবই 
প্রচেষ্টা (ইহতিমাম) ছিল । সবর ও রেযামন্দী (ধৈর্য ও সন্তুষ্টি) সহকারে জীবন যাপন করতেন এবং সব 
সময় পরোপকার অথবা ‘ইবাদত-বন্দেগীতে মশগুল থাকতেন (নুযহাতুল খাওয়াতির, ফাওয়ায়েদুল 
ফুওয়াদের বরাতে)! 

২. খায়রুল মাজালিসের অনুবাদ সিরাজুল মাজালিস, পৃ. ১৪৫। 

৩. এ, পৃ. ৯৬। 8. সিয়ারুল আওলিয়া, পৃ. ১১৩। 


সুলতানুল মাশায়িখ হযরত নিজাযুদ্দীন রে)-এর জীবনী ও কামালিয়াত ৫৯ 
শায়খুল কবীর” হযরত শায়খ ফরীদ (র)-এর সাথে সম্পর্ক এবং আন্তরিক 
মিল-যুহব্বত 

হযরত খাজা শায়খ নিজামুদ্দীন আওলিয়া রে) বলেন, আমি তখন ছোট 
ছিলাম। বয়স সম্ভবত বারো বছর কিংবা তার কিছু বেশি অথবা কম। তখন আমি 
অভিধান পড়তাম। আবু বকর খাররাত নামে প্রখ্যাত এক ব্যক্তি, কেউ কেউ আবু 
বকর কাওয়ালও বলেন, আমার উত্তাদের নিকট আসেন। তিনি মুলতান হয়ে 
আসছিলেন। তিনি বর্ণনা করেন যে, আমি হযরত শায়খ বাহাউদ্দীন যাকারিয়া 
মুলতানী রে)-এর নিকট থেকে আগছি এর পর তিনি তীর মাহাত্ম্য, মর্যাদা ও 
গুণ- বৈশিষ্ট্যের বর্ণনা দিতে গিয়ে বলেন, ওখানকার জনগণ সর্বদা আল্লাহ্‌র 
যিকরকারী, তীরই ধ্যানে মশগুল, সাথে সাথে বহুবিধ নফল বন্দেগীতে এমতরূপ 
মগ্নু এবং. সেখানে যিকরের পরিবেশ এমনই যে, ঘরের চাকরাণী, সেবিকা ও 
- দ্রাসী-বান্দীরা পর্যন্ত যাতায় গম পিষতে পিষতে ধিকরে ইলাহীতে নিমগ্ন থাকে 
এবং এ ধরনের আরও অনেক বৈশিষ্ট্যের বর্ণনাই তিনি দিচ্ছিলেন। কিন্তু তার 
_ কোন জিনিসই আমার অন্তরে স্থান পাচ্ছিল না। এরপর লোকটি বলা শুরু করল 
যে, তারপর আমি সেখান থেকে আজুদহন আসলাম । সেখানে আমি এমত 
দীনদার বাদশাহ্‌র সাক্ষাত পেলাম। লোকটি শায়খুল ইসলাম শায়খ ফরীদুদ্দীন 
(র)-এর কথা আলোচনা করলেন। এটা শুনতেই আমার অন্তরমানসে প্রেম ও 
প্রীতির ফনুধারা স্বতঃস্ফূর্ত ধারায় উৎসারিত হয় এবং তীর মুহববত ও অন্তরের 
আকর্ষণ এমনতরভাবেই স্থান করে নেয় যে, শেষ পর্যন্ত তীর নাম নিতেই আমি 
স্বাদ অনুভব করতাম এবং আমি প্রতিটি সালাতের পরই আনন্দ ও উল্লাস 
সহকারে তীর নাম জপতাম ৷* 


দিল্লী ভ্রমণ 
ষোল বছর বয়সে হযরত খাজা নিজামুদ্দীন রে) বদায়ূন থেকে দিল্লী এসে 
উপস্থিত হন৷" | 


১. এই পুস্তকে শায়খুল কৰীর বলতে প্রত্যেক স্থানে শায়খ ফরীদুদ্দীন গঞ্জে শকর রে)-কে বুঝানো 
হয়েছে। 

২, সিয়ারুল আওলিয়া, পৃ- ১০০; ফাওয়ায়েদুল ফুওয়াদ, পৃ. ১৪৯। 

৩. এটা দিয়ারুল আওলিয়ার বর্ণনা, আর এটাই সহীহ্‌ ও শুদ্ধ বলে মনে হয়। কেননা দিল্লীতে তিন-চার 
বছর ছাত্রজীবন কাটানোর পর খাজা সাহেব আজুদহন যান এবং হযরত খাজা ফরীদুদ্দীন রে)-এর 
হাতে বার'আত গ্রহণ করেন। বায়'আতের সময় ভিনি বিশ বছর বয়সের ছিলেন বলে জানিয়েছেন 
(সিরাজুল আওলিয়া, পৃ. ১০৭)। 


৬০ সংগ্রামী সাধকদের ইতিহাস 


দিল্লীতে ছাত্রজীবন . 
তিনি দিল্লী এসে শিক্ষা গ্রহণের ধারাবাহিকতা বজায় রাখেন । এ সময়সীমা . 
ছিল ভিন থেকে চার বছর। দিল্লীতে সে সময় বহু প্রখ্যাত শিক্ষাবিদ বর্তমান 
ছিলেন।৯ এটা ছিল সুলতান নাসিরুদ্দীন মাহমুদের রাজত্কাল এবং তৎকালীন 
উবীরে আযম ছিলেন গিয়াছুদ্দীন বলবন! মাওলানা শামসুদ্দীন খারিষমী যিনি 
.মুস্তাওফিল মামালিক হয়ে শামসুল-সুল্ক উপাধি লাভ করেন। তিনি শিক্ষকদেরও 
মহান উত্তাদ-এর মর্যাদা রাখতেন ৷ সাম্রাজ্যের একটি গুরুত্বপূর্ণ পদের যি্মাদারী 
এবং নানাবিধ ব্যস্ততার সাথে সাথে তিনি সে যুগের “আলিম-উলামার মৃত পঠন- 
' পাঠনের দায়িতৃও পালন করেন। হযরত খাজা নিজামুদ্দীন আওলিয়া রে) ছিলেন 
তীর অন্যতম ছাত্র । 
উত্তাদের প্রিয়পাত্র 


হযরত খাজা নিজামুদ্দীন (র)-এর সাথে মাওলানা শামসুদ্দীনের বিশেষ 
সম্পর্ক ছিল । আর তিনি ছিলেন তাঁর সর্বাপেক্ষা প্রিয় শাগরিদ।-তিনি নিজে যে 
ছিল না । কিন্তু খাজা নিজাম রে) এবং তীর দু'জন বন্ধু মাওলানা কুত্বুদ্দীন 
নাকিল এবং মাওলানা বুরহানুদ্দীন বাকী ছিলেন এর ব্যতিক্রম ।৩ 

খাজা শামসুল যুলকের অভ্যাস ছিল, যদি কোন শাগরিদ অনুপস্থিত থাকত 
কিংবা দেরী করে আসত, তবে তিনি বলতেন, শেষ পর্যন্ত আমার এমন কোন 
ক্ৰুটি হয়েছে যে জন্যে আপনি আসেন নি। হযরত খাজা স্বয়ং এ কাহিনী বলতে 
গিয়ে মুচকি হেসেছেন এবং বলেছেন যে, যদি তিনি কখনও কাউকে ঠাট্টা করতে 
চাইতেন তবে বলতেন, আমার দ্বারা এমন কী অপরাধ সংঘটিত হয়েছে যে, 
আপনারা আসেন নি? কিন্তু আমি কখনো উপস্থিত হতে ব্যর্থ হলে কিংবা দেরী 
করে এলে আমার অন্তরে উদিত হত যে, তিনি আজ আমাকেও এমনটি বকবেন। 
কিন্তু আমাকে দেখামাত্রই নিম্নোক্ত কবিতাটি আবৃত্তি করতেন ৪. 

লন AS এও লোন lS এত 4K 9116 al 

ওপর কান্নাবস্থা দেখা দিত। তিনি এও বলেন যে, তিনি তীর নিজস্ব হুজরায় 
১. দেখুন, কাষী যিয়াউদ্দীন বারনীকৃত তারীখে ফীরোবশাহী, পৃ. ১১২। 
২. এটা ছিল হিসাব বিভাগীয় প্রধান বা একাউনটযান্ট জেনারেলের পদ যা বড় বড় জ্ঞানী ব্যক্তিকেই 


দেওয়া হত। 
৩. সিয়ারুল 'আরেফীন। 


সুলতানুল মাশায়িখ হযরত নিজামুদ্দীন রে)-এর জীবনী ও কামালিয়াত ৬১ 
আমাকে সাথে বসাতেন। আমার শত আপত্তি সত্ত্বেও তিনি তা মঞ্জুর করতেন 
না৷" 
জ্ঞানের ক্ষেত্রে বিশেষ বৈশিষ্ট্য ও অগ্রাধিকার 

হযরত খাজা নিজামুদ্দীন রে) লেখাপড়ার ক্ষেত্রে আল্লাহ্‌ প্রদত্ত অসামান্য 
প্রতিভা ও ধী-শক্তি ছারা সহপাঠীদের ভেতর বিশেষ বৈশিষ্ট্য ও অগ্রাধিকার লাভ 
করেন। জ্ঞান-বিজ্ঞান সম্পর্কিত বিতর্ক ও প্রশ্নোত্তরে (যা প্রাচীন শিক্ষা ব্যবস্থার 
একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল) তাঁর বাকপটুতা ও বাকচাতুর্ষের এবং প্রমাণপঞ্জী 
উপস্থাপনা শক্তির এমনই প্রকাশ ঘটে যে, তিনি জ্ঞান-বিজ্ঞান সম্পর্কিত যে 
সমস্যা ও প্রশ্নের ওপরই আলোচনা করতেন অন্যান্য ছাত্র তাতে লা-জওয়াব হয়ে 
যেত এবং গোটা বিতর্ক ও প্রশ্নোত্তর সভায় তীর জ্ঞান, বিদ্যাবস্তা ও প্রতিভার 
স্বীকৃতি প্রতিষ্ঠিত হয়ে যেত। অতঃপর তার সহপাঠীরা তাঁকে মাওলানা 
নিজামুদ্দীন 'বাহ্হাছ' (বাপী) এবং মাওলানা নিজামুদ্দীন “মাহফিল শিকন্‌" 
(মাহফিল ও বৈঠক চূর্ণ-বিচর্ণকারী) উপাধিতে সম্বোধন করতে থাকে ২ 


“মাকামাত" কণ্ঠস্থ ও এর কাফফারা 

সে যুগের পাঠ্যতালিকায় “আরবী সাহিত্যের প্রখ্যাত পুস্তক 'মাকামাতে . 
হারীরী” অন্তর্ভূক্ত ছিল। সাধারণভাবে ছাত্ররা পুস্তকটির মর্মোদ্ধার এবং তার কঠিন 
শব্দ ও বাক্যসমষ্টি মুখস্থ করাকেই যথেষ্ট মনে করত ৷ কিন্তু হযরত খাজা 
নিজামুদ্দীন রে) তীর সীমাহীন জ্ঞানস্পৃহা, উচ্চ মনোবল ও সাহসিকতার দ্বারা 
এর চন্লিশটি মাকামাই মুখস্থ করে ফেলেন। পরে এরই কাফফারাস্বরূপ হাদীছের 
মশহুর কিতাব “মাশারিকুল আনওয়ার" মুখস্থ করেন৷" 
হাদীছের এজাযত প্রাপ্তি 

তিনি কামালুদ্দীন যাহিদ (মৃত্যু ৬৮৪ হিজরী) নামে বিখ্যাত সে যুগের প্রসিদ্ধ 
করেন। তিনি “মাশীরিকুল-আনওয়ার" প্রণেতা আল্লামা হাসান ইবনে মুহাম্মাদ 
আসৃ-সাগানীর সরাসরি ছাত্র ছিলেন। ‘ইলমে ফিকহুতে (ইসলামী আইন শানে) 
১. ফাওয়ায়েদুল ফুওয়াদ, পৃ. ৬৮! | | 


- ২. সিয়ারুল আওলিয়া, পৃ. ১০১! 
৩. সিয়ারুল আওলিয়া, পৃ. ১০১। 


৬২ সংগ্রামী সাধকদের ইতিহাস 


ছিলেন। হযরত খাজা নিজামুদ্দীন (র) তীর নিকট থেকে মাশারিকুল- 
আনওয়ারের দর্স গ্রহণ করেন এবং হাদীছ সম্পর্কে এজাযত লাভ করেন।১ 


অন্তরের অস্থিরতা এবং আল্লাহুর দিকে ধাবমানতা 

হযরত খাজা নিজাম €র) যদিও সমগ্র দেহ-মন দিয়ে শিক্ষা অর্জনের পেছনে 
নিমগ্ন ছিলেন এবং তার উঁচু মনোবল ও সাহসিকতা এবং অটুট ও সুদৃঢ় সংকল্প 
এক্ষেত্রে কোনরূপ অলসতা ও গাফিলতির প্রশ্রয় দেবার পক্ষপাতী ছিল না, . 
তথাপি তীর অন্তর-মানস অন্য কোন বস্তু অধীর আগ্রহে খুঁজে ফিরছিল। 
জ্ঞান-বিজ্ঞান সম্পর্কিত আলাপ-আলোচনা এবং প্রকাশ্য জ্ঞানরাজ্যের উনৃক্ত 
পরিবেশে তার প্রকৃতি ভীত ও সন্ত্রস্ত হয়ে যেত । একদিন তিনি বলেন £ যৌবনে 
যখন লোকজনের সাথে গভীরভাবে সম্পর্কিত ছিলাম এবং তাদের সাথে উঠাবসা 
করতাম, তখন সর্বদাই নিজেকে ভারাক্রান্ত মনে হত এবং মনে মনে বলতাম, 
কখন আমি এ সমস্ত লোকের মাঝ থেকে চলে যেতে পারব-যদিও এ সমস্ত লোক 
ছিলেন শিক্ষিত ও সুধীজন এবং তীরা সর্বদা জ্ঞানরাজ্যের বিভিন্ন বিষয় ও শাখা 
নিয়ে আলাপ-আলোচনা করতেন, তথাপি অধিকাংশ সময়ই তাদের প্রতি আমার 
প্রকৃতি থাকত চরমভাবে বিরক্ত ও বিতৃষ্ণ । আমি আমার বন্ধু-বান্ধবদের বলতামঃ 
দেখ, আমি কিন্তু চিরদিনই তোমাদের মাঝো থাকব না। কিছুদিন তোমাদের 
এখানে আমি মেহমান মাত্র। আমীর হাসান ‘আলা সিজবী (র) বলেন, “আমি 
আরয করলাম, এটা কি শায়খুল ইসলাম হযরত শায়খ ফরীদুদ্দীন রে)-এর 
খিদমতে হাযির হবার পূর্বেকার ঘটনা?” তিনি বললেন, “হ্যা 1” 


ওয়ালিদা সাহেবার ইন্তিকাল 


দিল্লীতে অবস্থানকালীন হযরত খাজা নিজামুদ্দীন (র)-এর শ্রদ্ধেয়া ওয়ালিদা 
সাহেবা ইন্তিকাল করেন। 

মা"য়ের স্মৃতি স্মরণ 
| অনেককাল পর একদিন হযরত খাজা রে) স্বীয় মা'য়ের ইন্তিকালের কথা 

বর্ণনা করেন। বর্ণনা করতে গিয়ে তিনি এমত পরিমাণ কেঁদেছিলেন যে, 

অতিরিক্ত কান্নার ফলে তিনি যা কিছুই বলছিলেন পুরাপুরি বোঝা যাচ্ছিল না। 

১. সিয়ারুল আওলিয়া, পৃ. ১০৫। এজাযতনামা আরবীতে লিখিত এবং সিয়ারুল আওলিয়া গ্রন্থে ভা 
অবিকল উদ্ধৃত করা হয়েছে। এজাষতনামা ২২শে রবিউল আওয়াল; ৬৭১ হিজরীতে প্রদত্ত যার অর্থ 
এই যে, যখন তিনি এজাধতনামা পান তখন তাঁর বয়স (জন্ম তারিখ ৬৩৬ হিজরী হিসাবে) ৪৩ বছর 
ছিল এবং এ ঘটনা শায়খুল কবীর হযরত শায়খ ফরীদ রে)-এর ওফাতের ১৩ বছর পরের ঘটনা এবং 
সে সময়কার ঘটনা, যখন তিনি নিজেই জনগণের হিদায়াত ও ইরশাদ এবং তা'লীম ও তরবিয়তের 


জুলতানুল মাশায়িখ হযরত নিজাযুদ্দীন (র)-এর জীবনী ও কামালিয়াত ৬৩ 


আল্লাহ্‌র প্রতি মায়ের ইয়াকীন ও তাওয়াক্কুল 

হযরত খাজা নিজামুদ্দীন, আওলিয়া রে) বলেন, “একদিন নতুন চাদ দেখে 
মা'য়ের খিদমতে হাযির হলাম এবং কদমরুসি করলাম। অতঃপর পবিত্র চাদ 
দেখার শুভ সংবাদ বরাবরের মতই পেশ করলাম । তিনি বললেন, “আগামী মাসে . 
চাঁদ দর্শন উপলক্ষে কার কদমরুসি করবে? আমি বুঝে ফেললাম যে, ইন্তিকালের 
মুহূর্ত সমাগত ৷ দুঃখ ও বিষাদে আমার অন্তর-মন ভরে গেল । আমি কীদতে শুরু 


' করলাম । আমি বললাম, ‘আম্মা! এ অধম ও গরীব বেচারাকে কার কাছে সোপর্দ - 


করে যাচ্ছেনঃ' তিনি উত্তরে জানালেন, এর জবাব আগামীকাল পাবে। আমি 
আপন মনেই বললাম এ যুহুর্তেই কেন তিনি জবাব দিচ্ছেন না। তিনি এও বল- 
লেন, যাও! আজ রাত শায়খ নাজীবুদ্দীনের ওখানেই কাটাবে । মায়ের নির্দেশ 
মুতাবিক আমি সেখানেই গেলাম । শেষরাত্রে ভোরের দিকে ঘরের সেবিকা 
দৌড়াতে দৌড়াতে এসে ডেকে বলল, বিবি সাহেবা তাঁকে ডাকছেন। আমি ভয় 
পেয়ে জিজ্ঞেস করলাম, সব খবর ভাল তো? সে হাঁ’ বলায় আমি নিশ্চিন্তে 
মায়ের খিদমতে হাযির হলে তিনি বললেন, “গতকাল তুমি আমাকে একটি কথা 
জিজ্ঞেস করেছিলে আর আমি তার জবাব দেবার ওয়াদাও করেছিলাম । এখন 
আমি তার জবাব দিচ্ছি। মনোযোগ সহকারে শোন।' তিনি বললেন, ‘তোমার 
. ডান হাত কোন্টি?’ আমি আমার ডান হাত বাড়িয়ে দিলাম! তিনি আমার ডান 
হাত নিজের হাতের মুঠোর ভিতর টেনে নিলেন এবং বললেন ৪ আল্লাহ্‌ 
পরওয়ারদিার। একে তোমার হাতেই সোপর্দ করছি। একথা বলেই তিনি 
ইন্তিকাল করলেন। আমি এতে আল্লাহ্‌ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় 
করলাম আর আপন মনেই বললাম যে, আমার আম্মা যদি স্বর্ণ ও মণিযুক্তায় পূর্ণ 
একটি ঘরও আমার জন্য রেখে যেতেন তবুও আমি এত খুশি হতাম না।”৯ 


একটি ভুল আকাঙ্ক্ষা 

সে সময় রাজধানী দিল্লীর আকাশে-বাতাসে, বিশেষ করে ছাত্র ও 
বিদ্বানমগ্ডলীর গোটা সমাজে বিচার ও ফতওয়া বিভাগ সম্পর্কিত আলোচনা ও চর্চা 
এবং এসব.পদে ‘আলিম-‘উলামার নিযুক্তি এবং কাষী ও মুফতীদের জীকজমক ও 
জৌলসপূর্ণ জীবন-যাপন, উপরত্তু ধন-দৌলতের কিস্সা-কাহিনীতে ছিল 
সরগরম! হযরত খাজা নিজাম (র)-এর প্রকৃতিগত সৌভাগ্য এবং উচ্চ 
আধ্যাত্মিক যোগ্যতা সত্ত্বেও এ সময় তীর বয়স ছিল কম। জ্ঞানণত বৈশিষ্ট্য এবং 


১. সিয়ারুল আওলিয়া, পৃষ্ঠা ১৫১। 


৬৪ সংগ্রামী সাধকদের ইতিহাস 


জীবন ও জীবিকার ক্ষেত্রে অভাব-অনটন তথা দারিদ্র্যের কারণে -তাঁর মনে 
উল্লেখযোগ্য ও গুরুত্বপূর্ণ পদলাভের কামনা-বাঁসনা যদি জেগেই থাকে তবে তা 
মানবীয় প্রকৃতির পক্ষে একেবারে অস্বাভাবিক কিছু ছিল না । একদিন তিনি শায়খ 
নাজীবুদ্দীন মুতাওয়ান্ধিল (র)-এর নিকট গিয়ে আরঘ করলেন, "দু'আ" করুন 
যেন আমি কাষী হতে পারি।” শায়খ নাজীবুদ্দীন কোন উত্তর না দিয়ে চুপ করে 
রইলেন । হযরত খাজা নিজামুদ্দীন (র) মনে করলেন, হয়ত তিনি শুনতে পাননি। 
দ্বিতীয় বার কিছুটা উচ্চ শব্দে বললেন, “আমি আপনার নিকট দু'আ'র দরখাস্ত 
করছি যেন কোথাও কাষী হয়ে যেতে পারি ।” শায়খ উত্তর দিলেন, “অন্য আর 
যাই-কিছু হও, কাষী হয়ো না।”১ 
আজুদতনে প্রথমবার উপস্থিতি 

হযরত খাজা নিজামুদ্দীন আওলিয়া রে) আজুদহন গিয়ে উপস্থিত হবার 
পূর্বেই দিন্নীতে শায়খুল কবীর (র)-এর আপন ভাই খাজা নাজীবুদ্দীন 
সুতাওয়াক্কিল রে)-এর সাথে পরিচিত হয়েছিলেন এবং তার সাথে বেশ কিছুকাল 
অবস্থানও করেছিলেন । তার সাহচর্য ও আলাপ-আলোচনা শায়খুল কবীর হযরত 
খাজা শায়খ ফরীদ (র)-এর প্রতি গ্রীতি ও মুহববতের সে স্কুলিংগ---- খা অল্প 
বয়সে এবং বদায়ুনে অবস্থানকালীন সময়ে তার রক্ত-মাংসে মিশে 
গিয়েছিল_ প্রজ্ঘবলিত হয়ে ওঠে ও নতুন বিপ্লব সৃষ্টি করে। তিনি শায়খুল কবীর 
(র)-এর এর খিদমতে হাযির হবার অটুট সংকল্প গ্রহণ করেন এবং শেবাবধি 
হাধিরও হয়ে যান। 
প্রার্থী, না থার্থনা পুরণকারী? 
| খাজা নিজামুদ্দীন আওলিয়া (র) এই মুলাকাত এবং প্রথমবারের উপস্থিতির 

অবস্থা সম্পর্কে বলতে গিয়ে নিজেই বলেছেন যে, আমি যখন শায়খুল কৃবীর (র)- 
. এর খিদমতে হাযির হই তখন তীর আকর্ষণীয় ব্যক্তিত্বের প্রভাবের কারণে আমি 
আমার বাকশক্তি হারিয়ে ফেলি! শুধুমাত্র কোনক্রমে এতটুকুই উচ্চারণ করতে 
সক্ষম হয়েছিলাম, “কদমরুসি করতে অত্যন্ত আগ্রহী ।” শায়খ (র) যখন দেখতে 
পেলেন আমি অত্যন্ত ভীত ও হতচকিত, তখন তিনি বললেন £ 215 451 

২.২, প্রতিটি নবাগতই ভীত-বিহবল হয়ে থাকে ।২ 

সুরীদকে সাদরে গ্রহণ 

শায়খুল কৰীর হযরত শায়খ ফী গঞ্জে শকর (র) হযরত খাজা 
নিজামুদ্দীন রে)-কে অত্যন্ত সমীদর করেন। তিনি ইরশাদ করেন, “এই ভিনদেশী 


. ১ ফাওয়ায়েদুল ফুওয়াদ, পৃ ২৮। 
২. ফাওয়ায়েদুল ফুওয়াদ, পৃ. ৩১। 


সুলতানুল মাশারিখ হযরত নিজামুদ্দীন রে)-এর জীবনী ও কামালির়াত ৬৫ 
ছাত্রটির জন্য জামাতখানায় যেন চারপায়ী বিছানো হয় ।” হযরত খাজা নিজাম 
(র) বলেন, “যখন চারপায়ী বিছানো হল তখন আপন মনেই বললাম, আমি 
. কখনোই চারপায়ীর ওপর বিশ্রাম নেব না। কত সম্মানিত মুসাফির, আল্লাহ্‌র 
কালাম পাকের কত হাফিয এবং আল্লাহ্‌র. কত “আশিক প্রেমিক ভূমিশয্যায় 
শায়িত আর আমি চারপায়ীর ওপর কেমন করে শুই?” এ সংবাদ খানকাহ্‌র 
ব্যবস্থাপক মাওলানা বদরু্দীন ইসহাক পর্যন্ত গিয়ে' পৌছুতেই তিনি বললেন, 
“তুমি নিজের ইচ্ছেমতো কাজ করবে, না কি শায়খ রে)-এর নির্দেশ মান্য 
করবে?” আমি বললাম, “শায়খ রে)-এর নির্দেশই মান্য করব।” বললেন, “তবে. 
যাও, চারপায়ীর ওপর শুয়ে পড়।”৯ 


বায়“আত 

এখানে উপস্থিত থাকাকালীন কোন এক মুহূর্তে যে উদ্দেশ্য সামনে রেখে 
- তিনি এসেছিলেন সে উদ্দেশ্য পুরণ-করেন এবং শায়খুল কবীর (র)-এর হাতে 
হাত রেখে বায়'আত নেন। সে সময় তার বয়স ছিল বিশ বছর ।২ 
শিক্ষার ধারাক্রম অব্যাহত অথবা পরিত্যক্ত | 

সম্ভবত হযরত খাজা নিজামুদ্দীনের কতকগুলি কিতাব অধ্যয়ন তখনও বাকী 
ছিল। গভীর আগ্রহ ও স্পৃহা দাবি করছিল যেন পড়াশোনার পাট এখানেই চুকিয়ে 
দেয়া হয় এবং প্রকৃত “ইল্‌্ম ও আল্লাহ্‌র মারিফত (পরিচয়) লাভের পেছনেই 
জীবন ব্যয় করা হয় যা মানব সৃষ্টির একমাত্র উদ্দেশ্য। শিক্ষা আহরণ ও শিক্ষা 
প্রদানের দীর্ঘ ধারাবাহিকতা প্রথমেও তীর সংবেদনশীল মন-মানসিকতা এবং 
সদাজাপ্রত আত্মার ওপর বোঝাস্বরূপ ছিল। কিন্তু প্রয়োজন ও আবশ্যকীয় মনে 
করে, কিছু অন্য কোন অবলম্বন খুঁজে না পেয়ে তিনি তাই আঁকড়ে ধরে ছিলেন। 
কিন্তু যখন “ল্মে য়াকীনের প্রতিষেধক এবং ইলমে হাকীরীর উৎসমূল মিলে 
গেল, তখন এ দীর্ঘ ধারাক্রম বজায় রাখা তীর স্বভাব ও প্রকৃতির ওপর দুর্বহ 
বোঝাস্বরূপ হয়ে দীড়াল! . 

কিন্তু যে শায়খ ও মুরশিদে কামিলের সাথে তিনি আন্তরিক সম্পর্ক স্থাপন 
করেছিলেন, তিনি আধ্যাত্মিক কামালিয়াত হাসিলের সাথে সাথে “ইলমের দিক 
| দিয়েও কামিল ছিলেন। তিনি তরীকতের “ইলৃম হাসিলের জন্য আবশ্যকমত 
: জাহিরী “ইল্‌ম হাসিল করাকেও অত্যন্ত দরকারী ও অপরিহার্য মনে করতেন। 
১. সিয়ারুল আওলিয়া, পৃ. ১০৭) নু Co | 
২. সিয়ারুল আওলিয়া, পৃ. ১০৭। | 


সংগ্রামী সাধক তয় খণ্ড)-৫ : 


৬৬ - সংগ্রামী সাধকদের ইতিহাস 


স্বয়ং তার শায়খ ও মুরশিদও এ হিদায়াত 'দান করেছিলেন। অতএব 
মাওলানা নিজামুদ্দীনের দ্বারা ইরশাদ (ধর্মীয় পথ-নিৰ্দেশনা) এবং তরবিয়তের 
(নির্দেশিত পথের বাস্তব প্রশিক্ষণ) যে দুনিয়াব্যাপী দায়িত্‌ আঞ্জাম দেওয়া ষ্টার 
অভিপেত ছিল, সেরূপ দায়িত্ব পালনের জন্য দরকার ছিল গভীর পান্তিত্যের। 
এমনিতেও দুরদৃষ্টিসম্পন্ন ও বিচক্ষণ শায়খ ও মুরশিদগণ আল্লাহ্‌র যিনি 
প্রার্থী-তার গণ্ডী ও. সীমারেখার দিকটিও দেখে থাকেন। হযরত খাজা নিজামুদ্দীন 
(র) বায় “আত গ্রহণের পর বললেন, “লেখাপড়ার পাট চুকিয়ে দিয়ে কি নফল 
“ইবাদত-বন্দেগী ও রিয়াষত-মুশাহাদায় লিপ্ত হয়ে পড়ব?” শায়খুল কবীর (র) 
বললেন, “আমি কাউকেই লেখাপড়া ও শিক্ষালাভের পথ ছেড়ে দিতে বলি না। 
ওটাও কর এবং এটাও কর অর্থাৎ লেখাপড়ার সাথেই আধ্যাত্মিক সাধনাও চালিয়ে 
যাও। দেখতে থাক কোনটি বিজয়ী হয়।” তিনি আরও বললেন ঃ “দরবেশের 
জন্যও অল্পবিস্তর ইলম হাসিল করা অবশ্যই উচিত।”১ 


শায়খুল কবীর (র) থেকে দর্স গ্রহণ 

শায়খুল কবীর (র)-এর বিশেষ অনুগ্রহ ও খাস মেহেরবানী যে, তিনি স্বয়ং 
খাজা নিজাম (র)- কে সরাসরি নিজস্ব তত্ত্বাবধানে কতকগুলি বিষয় পড়াতে শুরু 
করেন। তিনি বলেন, “নিজাম । তোমাকে কিছু কিতাব আমার থেকেও পড়তে 
হবে।” অতঃপর শায়খগণের ইমাম হযরত শিহাবুদ্দীন সুহরাওয়ারদী রে)-এর 
তাসাওউফ সম্পর্কিত প্রসিদ্ধ কিতাব “আওয়ারিফুল মা'আরিফ'-এর দর্স দেওয়া 
শুরু করেন এবং ছয়টি অধ্যায় পড়ান। এ ছাড়াও আবূ শাকুর সালেমীর ভূমিকাও 
প্রথম.থেকে শেষ অবধি পৃথক পৃথক পাঠ করে শিক্ষা দেন। অধিকন্তু তিনি 
ইল তাজ দত শিক্ষা দেন এবং রবির কুরআনুল করীমের ছয় পারা তাজবীদ 
সহকারে পড়ান।২ 


পদরস'-এর আনন্দ 

হযরত খাজা নিজামুদ্বীন আওলিয়া রে) বহুকাল অতীত হবার পরও উক্ত 
দরসের আনন্দ সম্পর্কে স্মৃতিচারণ করতেন। তিনি বলতেন, “আওয়ারিফ-এর 
দর্স গ্রহণকালে যে সমস্ত হাকীকত ও গোপন রহস্য হযরত শায়খুল কবীর (র)- 
এর মুখ থেকে.শুনেছিলাম তা আর কখনও শুনতে পারব না। হযরত শায়খ (র)- 
এর বর্ণনার যাদুকরী ক্ষমতা ও তার বিস্ময়কর প্রভাব-প্রতিক্রিয়া এমনি ছিল যে, 


১. সিয়ারুল আওলিয়া, পৃ. ১০৭। 
২. সিয়ারুল আওলিয়া, পৃষ্ঠা ১০৬ । 


সুলতানুল মাশায়িখ হযরত নিজামুদ্দীন রে)-এর জীবনী ও কামালিয়াত ৬৭ 
তিনি যখন ধৰ্মীয় ভাবণ দিতেন তখন কায়মনে আকাঙ্ষা পোষণ করতাম-কত 
সুন্দর হ'ত যদি আমি এ অবস্থায় মারা যেতাম ৷” 


আত্মবিলুপ্তির শিক্ষা 

'আওয়ারিফ'-এর যে কপি দর্স প্রদানের সময় হযরত শায়খ রে)-এর হাতে 
থাকত তা ছিল কিছুটা ক্ৰটিযুক্ত এবং লেখাগুলি ছিল অত্যন্ত সৃঙ্ম। কয়েক 
সবকের পরই এমন একটি জায়গা এল যেখানে শায়খ রে)- কে বেশ কিছুক্ষণ 
চিন্তিত থাকতে হয়৷ হযরত খাজা নিজাম (সরলতা ও তারুণ্যের কারণে) বলে 
বসেন, “আমি শায়খ নাজীবুদ্দীন মুতাওয়াক্কিলের নিকট অন্য আর একটি রুপি 
দেখেছি। উক্ত কপিটি বিশুদ্ধ ছিল”। শায়খুল কবীর রে) বললেন, “ফকীর- 
দরবেশদের ভুলক্রটিযুক্ত কপি সংশোধনের ক্ষমতা নেই।” কয়েকবারই তিনি 
. কথাটি আওড়াতে থাকেন। হযরত খাজা নিজাম রে) বলেন, প্রথমদিকে তো 
খেয়ালই করতে পারিনি! কিন্তু বারবার আওড়ানোর, ফলে সহগাঠী মাওলানা 
বদরুদ্দীন ইসহাক আমাকে বললেন, “শায়খুল কবীর রে)-এর কৃথার লক্ষ্যস্থুল 
তো তুমি৷” হযরত খাজা নিজামুদ্দীনের তো তখন ইশ হারাবার উপক্রম | তিনি . 
বলে ওঠেন, "নাউযুবিল্লাহ! এর দ্বারা হযরত শায়খুল কবীর (র)-এর পর 
আপত্তি উত্থাপন করা আমার মোটেই উদ্দেশ্য ছিল না।” হযরত। খাজা নিজাম 
রে) বলেন, “আমি বারবার ওযরখাহী করলাম, কিন্তু তার বিমর্ষ ভাব দূর হার 
কোন লক্ষণ দেখা গেল লা ।” তিনি বলেন, “অবশেষে আমি সেখান থেকে উঠে. 
গেলাম । আমি বুঝতে পারছিলাম না আমার কি করা উচিত। সে দিন দুঃখ ও 
বিষাদের যে পাহাড় আমার ওপর ভেঙে পড়েছিল এবং সমস্ত দিনটা, যেভাবে 
| কেটেছিল, সম্ভৱত আর কারও জীবনে তেমন দিন আসেনি। দুঃখ ও বিমর্ষচিত্ত 
বাইরে বেরিয়ে আসলাম । একবার এমনও মনে হয়েছিল যে, কুয়ায় ঝাঁপিয়ে পড়ে 
জীবনটাই শেষ করে দেই। কিন্তু শান্তভাবে চিন্তা-ভাবনার পর সে কল্পনা 
পরিত্যাগ করলাম। এরপর পেরেশান ও হয়রান অবস্থায় আমি জঙ্গলের দিকে 
চললাম এবং বহুক্ষণ কেঁদে কাটালাম ৷” 

শিহাবুদ্দীন নামে শায়খুল কবীর (র)-এর জনৈক সাহেবযাদা যার সাথে খাজা | 
নিজাম (র)-এর অত্যন্ত অন্তরঙ্গ ও হদ্যতাপূর্ণ সম্পর্ক বিদ্যমান| ছিল, তিনি 
শায়খুল কবীর (র)-এর নিকট খাজা নিজাম (র)-এর উপরিউক্ত কবস্থার বর্ণনা * 
NNT 
হবার অনুমতি তীর মিলে গেল । 


১. ফাওয়ায়েদুল ফুওয়াদ, পৃ. ৭৫। 


৮ : সংগ্রামী সাধকদের ইতিহাস 

দ্বিতীয় দিনে তিনি নিজেই ডেকে পাঠালেন । বললেন, “এ সবই তো তোমার 
বার টি হব জহি হা যয কায 
ও সংশোধন অডিলাবী হয়ে থাকেন ।” 


চুড়ান্ত মুহুর্ত 

হযরত খাজা নিজায়ুদীন আওলিয়া (র)-এর জন্য সে মুহূর্ভটি “যখন শায়খুল 
কবীর (র) তীর “আমি শায়খ নাজীবুদ্দীনের নিকট একটি উত্তম কপি দেখেছি” 
গুনে অসন্তুষ্টি প্রকাশ করেছিলেন- অত্যন্ত কঠিন ও নাযুক মুহুর্ত ছিল। বাহ্যত 
এরূপ একটি নির্দোষ ও নিষ্পাপ বাক্য বলাতে এবং এই সংবাদ জ্ঞাত করাতে যে, 
আমি আপনার ভাইয়ের নিকট উত্তম একটি কপি দেখেছি- এমন পরিমাণ 
অসস্তুষ্টি ও প্রতিবাদ প্রকাশের প্রয়োজন ছিল না। কিন্তু কামিল শায়খ এমন 
একজন ছাত্র থেকে, যিনি ভাবী জীবনে তীরই স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন এবং 
খাঁকে গণমানুষকে আত্মশুদ্ধির তরবিয়ত দিতে হবে- এতটুকু অহমিকা থাকা ' 
পসন্দ করেন নি। তদুপরি আল্লাহ্‌র পথের নবীন এই পথিককে হালতের যে পূর্ণ- 
তম স্থানে পৌঁছুতে হবে তজ্জন্য তার অস্থিরতা ও অভাববোধ জাত করা এবং 
তীর অন্তর-মানসকে দ্রবীভূত করার প্রয়োজন ছিল। কিন্তু একজন ধীমান, 
যোগ্যতা ও প্রতিভাসম্পনন যুবকের পক্ষে- যে জ্ঞানের সর্বোচ্চ ধাপ অতিক্রম 
করেছে- এ সময়টি ছিল অত্যন্ত নাযুক আর এরই ওপর তাঁর গোটা ভবিষ্যত 
নির্ভর করছিব। মাওলানা সার্যিদ মানাধির আহসান গিলানী ঠিকই লিখেছেন ৪ 


প্রার্থীর মধ্যে কে সত্যবাদী আর কে মিথ্যুক তার পার্থক্য ও যাচাই-বাছাই 
করার মুহূর্ত সমাগত। দুনিয়া দেখছিল- এখন মাওলানা নিজামুদ্দীনের 
সিদ্ধান্ত কি হয়? মাওলানা কি “বাহ্হাছ' তের্ক-বিতর্ককারী, তারিক, deba- 
$০) অথবা “মাহফিল শিক্ন' (আলোচনা বৈঠক চূর্ণ-বিচুর্ণকারী)-এর উপাধি 
নিয়েই দুনিয়া থেকে বিদায় নেন যেমনটি আরও লাখো “বাহ্হাছ' ও 
“মাহফিল শিক্ন’ দুনিয়ার এ রঙ্গমঞ্চে. এসেছে, আবার চিরাচরিত নিয়মে 
বিদায় নিয়ে চলেও গেছে, অথবা মাশায়িখে কিরামের নেতৃত্বের যে সিংহাসন 

শুন্য পড়ে আছে তার ওপর আসীন হবার যোগ্যতা অর্জন করেন।. | 


হিম্মত ও দৃঢ় মনোবলের দিক দিয়ে ঘাটতি হলে তিনি বলতে পারতেন- 
‘ভালো! আমার কি অপরাধ? আমি কি অন্যায়টাই বা এমন করেছি? একটা . 
ভাল কপির সন্ধান জানতাম সেটাই প্রকাশ করেছি, আর এর জন্য এত রোষ 
ও উদ্বা প্রকাশের অর্থ কি?' এই ছোট্ট ঘটনাটিই যদি সামনে যেত, তবে 


সুলতানুল মাশায়িখ হযরত নিজামুদ্দীন রে)-এর জীবনী ও কামালিয়াত ৬৯ 
এটাই লম্বা ফিরিস্তিতে রূপ নিতে পারত- এত লম্বা যে, শয়তানের ভূড়িও 
তার তুলনায় ছোট বলে প্রমাণিত হত। কিছু এটা ভো জানা কথা যে, তিনি 
নিজের আত্মার চিকিৎসার্থে এসেছিলেন; শায়খুল কবীরের কমযোরী ও 
দুর্বলতার চিকিৎসা করানোই আজুদহুন আসবার ভার একমাত্র উদ্দেশ্য ছিল 
না । তিনি পরিষ্কারভাবে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন যে, এটা চিকিৎসকের 
প্রতিষেধক মাত্র। এরপর সমালোচনার সুযোগ ও অধিকারই বা তীর ছিল 
কোথায়! 


বন্ধুর ভর্লদনা 

হযরত খাজা নিজায়ুদ্দীন আওলিয়া রে) বলেন, “আমি শায়খুল কবীর রে)- 
“এর খিদমতে আজুদহনে অবস্থান করছিলাম । জনৈক ‘আলিম যিনি আমার দোস্ত 
ও সহপাঠী ছিলেন-তখন আজুদহন আসেন। তিনি আমাকে ছেড়া-ফীটা পুরনো 
কুর্তা গায়ে দেখে অত্যন্ত উদ্বেগ ও আফসোসের সাথে বললেন, “মাওলানা 
নিজামুদীন! তুমি নিজের এ কি অবস্থা করেছ? তুমি যদি কোন শহরে গিয়ে পঠন- 
পাঠনে লিপ্ত থাকতে তাহলে তুমি এ যুগের মুজতাহিদ হতে পারতে এবং বিরাট 


শায়খুল কবীর (র)-এর খিদমতে হামির হলাম তখন তিনি স্বতঃপ্রবৃত্ত হয়েই 
বলতে শুরু করলেন, পনজাম! যদি তোমার কোন দোস্ত তোমার সাথে সাক্ষাত 
করতে আসে আর তোমাকে তোমার অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করে এবং বলে, 
(কেন তুমি পঠন-পাঠনের লে পেশা ছেড়ে দিলে যা তোমার অবস্থার পরিবর্তন ও 
সৌভাগ্য লাভের কারণ ঘটত, তাহলে তুমি তার কি উত্তর দেবে? আমি আরঘ 
করলাম, “শায়খ আমাকে যা বলার নির্দেশ দেবেন আমি তাই বলব।' এতে তিনি 
বললেন, যদি কখনও আর কেউ তোমাকে অনুরূপ প্রশ্ন করে তবে তুমি এই 
কবিতাটি তাকে শুনিয়ে দেবে 8 1 ক 
১১৩ ১৪৫ 88 tI IH ও ITO 

(১0০ ৬৫৭1 ১০ এ ০৮৮০১০৭1১১ 

আমার এমন কৌন সাথী নেই যে আমাকে আমার রাস্তায় পরিচালিত করবে; 

তুমি নিরাপদে থাক আর আমি আমার দীনতা নিয়েই তৃপ্ত থাকি। 


১১৯২২ 
১, ভারতবর্ষে মুসলমানদের শিক্ষা ও প্রশিক্ষণ ব্যবস্থা, পৃ. ৯৪-৯৫ [হিন্দুস্তান মেঁ মুসলমান কা নিজামে 
ভালীম ও তরবিয়ত)। & 


৭০. :  সঞ্মামী সাধকদের ইতিহাস 


“এরপর হুকুম হল যে, খানকাহ্‌র বাবুর্টিখানা থেকে নানাবিধ খানাভর্তি 
একটি পাত্র মাথায় করে উক্ত বন্ধুর নিকট নিয়ে যাও। আমি হুকুম তামিল 
কুরলাম। আমার দোস্ত যখন এ দৃশ্য দেখলেন তখন কীদতে কাদতে দৌড়ে এসে 
পাত্রটি মাথা থেকে. নামিয়ে নিলেন এবং বললেন, ‘এ তুমি কি করেছ?” আমি 
সমস্ত ঘটনা খুলে বললাম । সে সমস্ত শুনে তিনি বললেন, * তোমাদের শায়খ 
এমন যে, তিনি তোমাকে আত্মশুদ্ধি ও বিনয়ের এত উচ্চ স্থানে পৌছে দিয়েছেন। 
তুমি আমাকেও তাঁর খিদমতে নিয়ে চল" বন্ধুটির খাবার খাওয়া সমাপ্ত হলে স্বীয় 
চাকরকে লক্ষ্য করে বলল, “এই পাত্রটি উঠিয়ে আমাদের সাথে চল।* আমি 
বললাম, না, তা হয় না। এ পাত্র যেভাবে আমি মাথায় উঠিয়ে এনেছি, ঠিক 
তেমনিভাবে আমি "মাথায় উঠিয়ে ফিরে যাব ।' মোটকথা, আমরা উভয়েই শায়খুল 
কবীর রে)-এর পবিত্র খিদমতে উপস্থিত হলাম । অতঃপর আমার দোস্ত হযরত 
শায়খ রে)-এর হাতে হাত দিয়ে বায়'আত নেন এবং ভক্তদের অন্তর্ভুক্ত হয়ে 
যান। . 
উপস্থিতি কতবার? 

হযরত খাজা নিজামুদ্দীন (র) হযরত শায়খুল কবীর (র)-এর জীবদ্দশায় 
তিনবার আজুদহন গিয়ে হাযির হুন। প্রথমবারে, না কোন্‌ বারে খিলাফত লাভের 
সৌভাগ্য ঘটে, কোন জীবনী গরন্থেই তার স্পষ্ট উল্লেখ নেই। | 


শায়খুল কবীর রে)-এর অনুগ্রহ 

কোন এক ২৫শে জমাদিউল আওয়াল সালাতুল জুম'আ বাদ ডাক এল। 
শায়খুল কবীর (র) নিজের মুখের থুথু হযরত খাজা শায়খ নিজামুদ্দীন রে)-এর 
মুখে দিলেন এবং কুরআন মজীদ হিফয করার ওসীয়ত করলেন। তিনি বললেন, 
“আল্লাহ্‌ পাক তোমাকে দীন ও দুনিয়া উভয়ই দান করলেন ।” 


বিদায় ও ওসীয়ত 
- অতঃপর তিনি তাকে দিনীর দিকে রওয়ানা করে দেন। বিদায়কালে 
বললেনঃ “দিল্লী গিয়ে মুজাহাদায় মশগুল থাকবে৷ বেকার থাকা বাঞ্ছনীয় নয়। 
নফল রোযা আল্লাহ্‌র পথে অর্ধেক এগিয়ে দেয়। আর সালাত ও হজ্জ (নফল) 
বাকী অর্ধেক ৷” | 
সিয়ারুল আওলিয়া গ্রন্থে উল্লিখিত আছে যে, তিনি তীকে খিলাফতনামা 
লিখিত দেন এবং হিদায়াত করেন যেন তা মাওলানা জামানুদ্দীনকে হাসিতে এবং 


. সুলতানুল মাশায়িখ হযরত নিজায়ুদ্দীন রে)-এর জীবনী ও কামালিয়াত . ৭১ 


কারী মুনতাজিবকে দিল্লীতে দেখানো হয় তিনি আরও ইরশাদ করেনঃ “তুমি 
আশ্রয় পাবে। যোগ্যতা ও উপযুক্ততা বাড়াতে হলে এবং উন্নতি করতে হলে 
মুজাহাদা করতে থাকবে ।” . | 

হযরত খাজা নিজাম (র) বলেন, “ফিরতি পথে 'হীসিতে আমি শায়খ 
জামালুদ্দীনকে খিলাফতনামা দেখালাম ৷ তিনি তাতে অত্যন্ত সন্তুষ্টি প্রকাশ 
করলেন।” 
একটি দু‘আর আবেদন 

একদা ১লা শাবান হযরত খাজা নিজাম রে)-এর তরফ থেকে শায়খুল 
'কৰীর. (র)-এর খিদমতে এই মর্মে দু'আ'র আবেদন পেশ করা হয় যেন সৃষ্টির 
_ পেছনে তাকে ঘুরতে না হয়। তীর আবেদনটি কবুল করা হয় এবং তিনি তার 
জন্য দু'আ" করেন।১ 

একবার-তিনি বললেন, “আমি আল্লাহ্‌র নিকট তোমাদের জন্য অল্প কিছু 
দুনিয়াও চেয়ে নিয়েছি।” হযরত খাজা রে) বলেন, “আমি একথা শুনেই চিন্তিত 
হয়ে পড়লাম যে, যেখানে 'বড় বড় ও মহান ব্যক্তিরা অবধি দুনিয়ার কারণে 
ফিতনা ও দুর্বিপাকে নিক্ষিপ্ত হয়েছেন, সেখানে আমার মত লোকের কি অবস্থা : 
হবে ।” শায়খ তৎক্ষণাৎ বললেন, “তুমি ফিতনায় পড়বে না। ধ্যান ও বিনয় 
গচ্ছিত ও জমা রাখবে” এরপর আমি দুর্ভাবনামুক্ত হলাম ।২ 
আজৃদহুন থেকে দিল্লী 

হ্যরত খাজা নিজামুদ্দীন আওলিয়া (র) স্বীয় মুরশিদ ও মুরববী থেকে বিদায় 
নিয়ে ভারতবর্ষকে আধ্যাত্মিক তথা রূহানীভাবে বিজয়, আল্লাহ্‌র সৃষ্টি মানুষকে 
সত্য পথ প্রদর্শন ও আল্লাহ্‌র বিধান মাফিক প্রশিক্ষণ দান এবং ইসলামের প্রচার- 
প্রসার, তবলীগ ও হিদায়াতের মহান ও পবিত্রতম অভিযানে বের হলেন। একজন 
নিঃস্ব ও সহায়-সম্বলহীন ফকীর ভারতবর্ষেরই নয়, বরং হিজরী সপ্তম শতাব্দীর 
গোটা মুসলিম জাহানের সর্বাপেক্ষা সুদৃঢ় ও সৃসংহত ইসলামী সাম্রাজ্যের 
রাজধানীর দিকে চলেছেন। শুধু ইখলাস, আল্লাহ্‌র প্রতি নির্ভরশীলতা এবং 
আল্লাহ্‌র সৃষ্ট তামাম মাখলুকাত থেকে বিমুখতা ব্যতীত আর কোন পাথেয় কিংবা 
হাতিয়ার তীর ছিল না। মাওলানা সায়্যিদ মানাধির আহসান গিলানী কী সুন্দরই 
না লিখেছেন! 


১. সিয়ার্ল আওলিয়া, পৃ. ১১৬। 
২. সিয়ারুল আওলিয়া, পৃ. ১২৩ 


নং « সংগ্রামী সাধকদের ইতিহাস 


(তিনি) ভারত বিজয় অভিযানে আজুদহন থেকে ভারতবর্ষের রাজধানী 
দিন্ীর দিকে রওয়ানা হচ্ছেন যেখানে নীচু পর্যায় থেকে উঁচু পর্যায় পর্যন্ত 
বেশুমার মিথ্যা ‘ইলাহ’ আসর জীকিয়ে বসে আছে। এর মধ্যে তারাও 
: আছেন খাদের সামান্য অঙ্গুলী হেলনে মানুষের ধড় থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে 
যায়। এদের মধ্যে তারাও আছেন যাদের সামান্যতম করুণা ও অনুগ্রহ 
মানুষকে মাটির আসন থেকে উঠিয়ে নেতৃত্‌ ও সম্পদের আসমানে পৌছিয়ে 
দিতে পারে । অলিতে গলিতে “ইযৃঘত-আক্র বিক্রি হচ্ছে, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ 
পদগুলি ভাগ-বস্টিত হচ্ছে; চারদিকে টাকা-পয়সা ছড়ানো হচ্ছে। আর যে 
সমস্ত মাধ্যমে এসব অর্জিত হচ্ছে, সূলতানুল মাশায়িখ সে সবগুলিরই 
'. অধিকারী ৷ তিনি পড়া-শোনা করেছেন। আজুদহন যাবার আগে দিশ্লীর জ্ঞানী : 
ও গুণীজনের সভায় “সভামঞ্চের নায়ক" হিসেবে সাধারণ ও ব্যাপক প্রসিদ্ধি 
লাভ করেছেন। আর কিছু না হোক, অন্তত বিচার বিভাগের কোন একটি 
পদ থেকে শুরু করে শায়খুল ইসলাম ও রাষ্ট্রীয় সর্বোচ্চ আসনের খিদমত 
পর্যন্ত সকল রাস্তাই তার সামনে উন্ক্ত ছিল। কিন্তু শ্রষ্টার আকৃতিতে যে 
‘ইলাহ্‌র’ সন্ধান তিনি পেয়েছিলেন তাতে তীর বুক এমন পরিপূর্ণ ছিল যে, 
সেখানে কোন মাখলুকের পক্ষেই স্থান সংকুলানের অবকাশ ছিল না। 


ন্যায্য অধিকার প্রত্যর্পণ 

শায়খুল. কবীর রে) মুরীদী ও খিলাফত প্রদানের সাথে সাথে কয়েকবারই 
তাকিদ দেন যে, বিরুদ্ধবাদীদের খুশি ও সন্তুষ্ট করার সম্ভাব্য সকল প্রচেষ্টা যেন 
গ্রহণ করা হয় এবং হকদারদের যেভাবেই হোক সন্তুষ্ট ও রাযী করাতে চেষ্টার 
কোন ব্রটিই যেন না করা হয়। খাজা (র) বলেন, “আমি যখন দিল্লী চললাম 
তখন আমার স্মরণ হ’ল যে, জনৈক ব্যক্তির নিকট আমি বিশ ‘জিতল’ (অথবা 
চিতল)১ দেনা আছি এবং কোন এক ব্যক্তির নিকট থেকে একটি কিতাব ধার 
নিয়ে এসেছিলাম ৷ সেটা পরে হারিয়ে যায়৷ বদায়ুনে থাকাকালীন আমি দৃঢ় ইচ্ছা 
পোষণ করেছিলাম যে, যখনই দিল্লী পৌছুব তখন এঁ সমস্ত পাওনাদারকে সন্তুষ্ট 
ও রাষী করতে চেষ্টা করব। এরপর আমি আজুদহন থেকে দিরী ফিরে এলাম । 
আমি যে ব্যক্তির নিকট বিশ জিতল খণী ছিলাম সে ছিল একজন কাপড় 
রিক্রেতা। আমি তার থেকে. কাপড় খরিদ করেছিলাম । আমার কাছে কোন 
সময়েই বিশ জিতল সংগৃহীত হয়নি .যে আমি খণ পরিশোধ করতে পারি! 


১. জিতল অথবা চিতল-_তামার সুদ্রা যা সে যুগে প্রচলিত ছিল। 


সুলতানুন মাশায়িখ হযরত নিজামুদ্দীন রে)-এর জীবনী ও কামালিয়াত এত 
জীবিকার ক্ষেত্রে আমি ছিলাম অত্যন্ত অনটনের ভেতর ৷ কখনও পীচ জিতল 
হাতে আসে, কখনও-বা দশ জিতল। একবার দশ জিতল হাতে আসতেই আমি 
উক্ত কাপড় বিক্রেতার দরজায় গিয়ে হাযির । আওয়াষ দিতে সে বাইরে বেরিয়ে 
- এল। আমি তখন বললাম যে, তোমার বিশ জিতল আমার যিম্মায় আছে। 
একবারে দেবার সামর্থ্য আমার নেই। দশ জিতল সাথে এনেছি, এটা নিয়ে নাও; 
বাকী দশ জিতল ইনশাআল্লাহ এর পরে পৌছিয়ে দেব। লোকটি বলল, মনে 
হচ্ছে তুমি মুসলমানদের নিকট থেকে এসেছ। লোকটি উক্ত দশ জিতল নিয়ে 
নিল আর বলল, আমি বাকী দশ জিতল মাফ করে দিলাম । 

“এরপর সেই লোকটির নিকট গেলাম, যার নিকট থেকে কিতাব ধার নিয়ে 
ছিলাম। লোকটি আমাকে চিনতে পারেনি। আমি বললাম, একবার আমি একটি 
: কিতাব আপনার নিকট থেকে ধার নিয়েছিলাম যেটা পরে হারিয়ে গেছে। এখন 
আমি উক্ত কিতাবের একটা কপি করে আপনাকে দিয়ে দেব। আমি কিতাবটি 
যেভাবে লেখা ছিল ঠিক সেভাবেই লিখে আপনাকে পৌছিয়ে দেব। লোকটি বলল 
$ তুমি যেখান থেকে এসেছ সেখানকার পরিণাম এরূপই হয়ে থাকে। এরপর সে 
বলল, আমি উক্ত কিতাবটি তোমাকে দিয়ে দিলাম ।* 


দিল্লীর অবস্থানস্থল 

খাজা সাহেব (র) যখন দিল্লীবাসীদের তথা ভারতবাসীদের খিদমতের জন্য 
দিল্লী পৌঁছলেন তখন, যদিও দিল্লীর প্রত্যন্ত অঞ্চলসমূহও শাহী মহল ও 
প্রাসাদোপম উল্টালিকা ছারা আবদ্ধ ছিল এবং যত্রতত্র নিত্য-নতুন ইমারত নির্মিত 
হচ্ছিল, তবু খাজা সাহেব (র)-এর কোন অবস্থানের ঠিক ছিল না। অবস্থানস্থল 
হিসেবে গিয়াছপুরে যতদিন ছিলেন, ততদিন তিনি এত ঘন ঘন আবাস পাল- 
টিয়েছেন যে, মনে হচ্ছিল যেন গোটা শহরে এই ফকীরের নিজের দরবেশী সাজ- 
সামান রাখবার এবং চাটাই বিছাবার মত একফৌটা জায়গাও নেই। সিয়ারুল 
আওলিয়া প্রণেতা মীর খোর্দ স্বীয় ওয়ালিদ সায়্যিদ মুবারক মুহাম্মাদ কিরমানীর 
ভাষায়, যিনি খাজা. রে)-এর দোস্ত এবং বন্ধু ছিলেন-বাসগৃহ পরিবর্তনের 
বিস্তারিত বিবরণ দিয়েছেন ভা পাঠকদের উপদেশ গ্রহণের জন্য এখানে উদ্ধৃত 
করা হলো। সায়্যিদ. মুবারক মুহান্মদ-কিরবানী বলেনঃ 

যতদিন সুলতানুল মাশায়িখ [খাজা নিজামুদ্দীন আওলিয়া (র)] দিল্পী শহরে 

ছিলেন ততদিন তীর এমন কোন বাসা-বাড়ি ছিল না যা তীর মালিকানাধীন। 


১. ফাওয়ায়েদুল ফুওয়াদ, পৃ.১৪ ৷ 


৭৪ সংগ্রামী সাধকদের ইতিহাস 


তিনি সারা জীবন নিজস্ব ইখতিয়ারে নিজের জন্য কোন স্থানও নির্বাচন 
করেন নি। যখন তিনি বদায়ুন থেকে আসেন তখন মিঞা বাজার সরাইয়ে 
' যাকে নেমকের সরাইও বলা হত-অবতরণ করেন। ওয়ালিদা সাহেবা ও 
বোনকে সেখানেই রাখেন এবং স্বয়ং নিজে একটি কামানগীরের দরবারে-যা 
উল্লিখিত সরাইয়ের সামনে ছিল-স্থায়ী বসতি স্থাপন করেন। আমীর খসরূ 
€র)-এর বাসাও ছিল উক্ত মহন্লাতেই ৷ কিছুদিন পর বীর আরযের বাসা 
খালি হয়। তীর পুত্র নিজের এলাকায় চলে গিয়েছিল । আমীর খসরূর মাধ্য- 
মে, যিনি বীর আরষ-এর দৌহিত্র ছিলেন, সুলতানুল মাশায়িখের আবাসের 
জন্য বাড়িটি পাওয়া গেল। এই বাড়িতে তিনি দু'বছর বাস করেন। বাড়িটি 
শহরের নিকটবর্তী হিন্দুস্তান দরজা এবং মন্ধপুলের কাছেই ছিল। বাড়ির 
মহল ও রোয়াক ছিল উঁচু ও অত্যন্ত শানদার। ইতিমধ্যেই বীর আরয-এর 
ছেলে এসে যায়। তাই সুলতানুল মাশায়িখকে উক্ত বাড়ি থেকে স্থানান্তরে 
গমন করতে হয়। নিজস্ব কিতাবাদি- খা ব্যতিরেকে আর কোন সামান তাঁর 
ছিল না-সমকক্ষীয় লোকদের মাধ্যমে ছাপড়াওয়ালী মসজিদে (যা সিরাজ 
বান্ধালের সামনে অবস্থিত ছিল) নিয়ে আসেন। দ্বিতীয় দিনে শায়খ 
সদরদদ্দীনের অন্যতম মুরীদ সা'দ কাগজী এ কাহিনী শোনেন এবং সুলতানুল 
মাশায়িখ-এর নিকটে এসে অত্যন্ত সম্মান ও মর্যাদা শ্রবং অনুরোধ-উপরোধ 
সহকারে তাকে নিজের বাড়িতে নিয়ে যান। বালাখানার ওপর একটি উত্তম 
ও সুন্দর কক্ষ নির্মিত হয়েছিল৷ সেখানেই তীর থাকার জায়গা করে দেওয়া 
হয়। সুলতানুল মাশায়িখ এখানে এক মাস অবস্থান করেন। এরপর এখান 
থেকেও বিদায় নেন এবং কায়সার পুলের সন্নিকটবর্তী মিষ্টি বিক্রেতা ও 
বাবুর্চির সরাইয়ে-সরাইয়ের মাঝখানে একটি বাড়িও ছিল-সেখানেই 
অবস্থান গ্রহণ করেন। কিছুকাল পর সেখান থেকেও স্থানান্তরিত হয়ে 
মুহাম্মাদ নামক ফল বিক্রেতার বাড়ির মাঝখানে অবস্থিত শাদী গোলাবীর 
ঘরে অবস্থান নেন। এখানে অবস্থানকালীন শামসুদ্দীন শরাবদারের* পুত্র ও 
আত্মীয়-স্বজন-যারা তীর ভক্ত ও অনুরক্ত ছিলেন-হযরত খাজা নিজামুদ্দীন 
রে)-কে অত্যন্ত সম্মান ও শ্রদ্ধার সাথে শামসুদ্দীন শরাবদারের বাড়িতে নিয়ে 
আসেন। কয়েক বছর যাবত সুলতানুল মাশাধিখ এ বাড়িতেই থাকেন। এ 
রা রদ ভার বাতি রত সাত আরা ও বডির সুখে 
1 


১. বাদশাহর পানি পান করানোর পদ ! 
২. সিয়ারুদ আওলিয়া, পৃ. ১০৮। 


সুলতানুল মাশায়িখ হযরত নিজামুদ্দীন রে)-এর জীবনী ও কামালিয়াত ৭৫ 


'দারিদ্য ও অনাহার 

হযরত খাজা নিজামুদ্বীন আওলিয়া (র)-এর দিল্লীতে আসার পর থেকেই 
বিবিধ পরীক্ষা ও প্রশিক্ষণের পালা শুরু হয় যা ডিঙিয়ে এ পথের পৃথিকদের 
গোটা সৃষ্টি জগতের প্রত্যাবর্তনস্থল ও রূহানী ফয়েয লাভের উৎসমূলে পরিণত 
হতে হয়। আর তা-আসে অত্যন্ত স্বাভাবিক নিয়মেই এটা ছিল সেই সময় যখন 
সারা ভারতবর্ষের ধন-দৌলত, সোনা-রূপা ও বিবিধ জওয়াহ্রোত প্রাবনের বেগে 
এসে দিল্লীতে জমা হচ্ছিল। প্রাচূর্যের অবস্থা এমনই ছিল যে, এক জিতলে দুই 
সের মজাদার রুটি পাওয়া যেত, আর দুই জিতলে মিলত এক মণ খরবুযা ৷! কিন্তু 
এতদসত্বেও খাজা সাহেবের দারিদ্র্য ও অনটনের অবস্থা ছিল এমন যে, তিনি 
বলেন, “অনেক সময় আমার কাছে একটি কপর্দকও থাকত না যা দিয়ে রুটি 
কিনে আমি নিজে খাই এবং মাঁবোন ও দায়িভ্বাধীন ঘরের লোকদের শাওয়াই। 
খরবুযার প্রাচ্য ও প্রচুর আমদানী সত্তেও. গোটা মৌসুম চলে যেত, কিন্তু 
আমাদের পক্ষে খরবুযার স্বাদ গ্রহণ সম্ভব হত না । তথাপি আমি আমার অবস্থার 
প্রতি তুষ্ট ছিলাম আর কামনা করতাম- মৌসুমের বাকী সময়টাও যেন অতিক্রান্ত 
হয়ে যায় এবং আমরা আগের অবস্থায়ই থাকি।”৯ 


অন্যের মাধ্যম ব্যতিরেকে 

একবার তিনি শহরের প্রান্তসীমায় মন্ধ দরজার সন্নিকটে অবস্থিত একটি 
বুরুজে অবস্থান করছিলেন। কয়েক দিন কেটে যাওয়ার পরও খাবার মত কোন 
কিছুর সংস্থান সম্ভব হয়নি। জনৈক ছাত্র কোনভাবে জানতে পায়, কয়েক দিন 
যাবত হযরত (র) অনাহারে ও চরম অনটনের মাঝে দিন কাটাচ্ছেন। তখন সে 
এ সম্পর্কে প্রতিবেশী কোন জোলাকে অবহিত করে। লোকটি খানা পাকিয়ে 
আনে । খানা খাওয়াবার প্রাক্কালে হাত ধোয়াবার সময় খানা আনয়নকারীদের 
ভিতর কেউ বলে বসে, “আল্লাহ্‌ পাক ছাত্রটির মঙ্গল করুন যে সময়মত আমাদের 
এ খবর পৌছিয়েছে।” খাজা (র) একথা শোনা মাত্রই হাত গুটিয়ে নেন এবং 
জিজ্ঞাসা করেন, ‘কি খবর দিয়েছিল?” লোকটি বলে, “অমুক ছাত্র আপনি যে 
কয়েক দিন যাবত অনাহারে আছেন তা আমাদের জানিয়েছিল । এরপর আমরা 
খাবার রান্না করে নিয়ে আসি এতে তিনি বলেন, ‘আমাকে মাফ কর।' এরপর 
লোকেরা বহু অনুরোধ-উপরোধ করা সত্ত্বেও তিনি সে খাবার আর গ্রহণ করেন 

নি। 

১. সিয়ারুল আওলিয়া, পৃ. ১১৩। 
২. জাঁওয়ামিউল কিলাম [খাজা সায়্যিদ মুহাম্মাদ গেসু দরাজ রে)-এর মলফুযাত] 


ণ্৬ সংগ্রামী সাধকদের ইতিহাস 
শায়খুল কবীর রে)-এর ওফাত 

শেষবার -তিনি শায়খুল কবীর (র)-এর খিদমতে ওফাতের তিন-চার মাস 
পূর্বে গিয়েছিলেন । তিনি বলেন যে, ৫ই মুহাররাম+ শায়খুল কবীর রে) ওফাত ' 
পান এবং শাওয়াল মাসেই হযরত খাজা গঞ্জে শকর (র) আমাকে দিল্লী পাঠিয়ে 
দেন। অসুখ-বিসুখ আগেই শুরু হয়েছিল । রমযান মাস! রোগ-যন্রণার কারণে 
তিনি সিয়াম পালনে ছিলেন অপারগ ও অক্ষম! একদিন আমি খরবুষা কেটে 
শায়খ রে)-এর সামনে রাখলীম। শায়খ নিজে গ্রহণ-করলেন এবং কাটা এক 
টুকরা আমাকেও দিলেন। সে মুহুর্তে আমার মনে হয়েছিল যে, জানি না এরূপ 
সম্পদ আবার কখন মিলবে যা আজ তিনি নিজের পবিত্র হাতে আমাকে দিলেন। 
ইচ্ছে হয়েছিল এটা আমি খেয়ে নিই এবং ধারাবাহিকভাবে দু'মাস সিয়াম পালন 
করে তার কাফফারা আদায় করি! তিনি বললেন, ‘কখ্খনো নয়, এ হতে পারে 
না। আমার জন্য এমতাবস্থায় শরীয়তের অনুমতি থাকলেও তোমার জন্য তা 
কখনোই জায়েয হবে না।”২ 

তিনি বলেন $ ইস্তিকালের সময় তিনি [শায়খ ফরীদ (র)] আমাকে স্মরণ 
করেন এবং বলেন ৪ নিজামুদ্দীন তো এখন দিল্লীতে । তিনি এও বলেন, আমিও 
আমার শায়খ কুতবুদ্দীন বখতিয়ার কাকী রে)-এর অন্তিম মুহুর্তে হাযির ছিলাম 
না; আমি ছিলাম তখন হাসিতে । “ফাওয়ায়েদুল ফুওয়াদ' গ্রন্থে বর্ণিত আছে, এ 
কথার বর্ণনা দিতে গিয়ে তিনি এমন কান্না কেঁদেছিলেন যে, উপস্থিত সবার অন্তর 
এতে দ্রবীভূত না হয়ে পারেনি ।* 

ওফাতের পর তিনি আজুদহন উপস্থিত হন। মাওলানা বদরুদ্দীন ইসহাক 
শায়খুল কবীর রে)-এর ওসীয়ত মুতাবিক জামা, মুসাল্লা (জায়নামায) ও লাঠি 
সোপর্দ করেন যা হযরত খাজা নিজামুদ্দীন আওলিয়া (র)-কে দেবার জন্য 
শায়খুল কবীর (র) মাওলানার হাতে সোপর্দ করেছিলেন 18 


গিয়াছপুরে অবস্থান 
'্ফাওয়ায়েদুল ফুওয়াদ” নামক গ্রন্থে বলা হয়েছে যে, একদিন তিনি শহরের 
শোরগোল সম্পর্কে বলতে গিয়ে বলেন, প্রথম থেকেই শহরে কোনদিনই আমার 


১. হিজরী ৬৬৪ ৷ 

২. ফাওয়ায়েদুল ফুওয়াদ । 

৩. ওঁ, পৃ. ৫৩। 

৪. সিয়ারুল আওলিয়া, পৃ. ১২২। 


সুলতানুল মাশাযিখ হযরত নিজাযুদ্ীন রে)-এর জীবনী ও কামালিয়াত ৭৭ 


" ছিলেন। আমি তীর কাছে গেলাম এবং জিজ্ঞাসা করলাম, “আপনি কি এই শহ- 
রেই থাকেন?” তিনি উত্তর দিলেন, হ্যা। আমি বললাম, “আপনি নিজের মর্জি 
মাফিক এই শহরে থাকেন”? তিনি বললেন, “কথা তো ভা নয়।” এরপর উক্ত 
দরবেশ একটি ঘটনার বর্ণনা দেন £ “একবার আমি অত্যন্ত সজ্জন এক দরবেশের 
সাক্ষাত পেলাম। কামাল দরজার বাইরে সেই বেষ্টনীর মাঝে যেখানে একটি উঁচু 
জমি আছে এবং যার উপর শহীদগণের চার পার্থর পাঁচিল নির্মিত, সেখানেই 
উক্ত দরবেশ উপবিষ্ট ছিলেন। উক্ত দরবেশ আমাকে বললেন, ‘যদি ঈমান- 
আমানের মঙ্গল চাও তো এ শহর ছেড়ে চলে যাও। আমি সেই মুহূর্ত থেকেই 
শহর ছেড়ে চলে যাবার দৃঢ় ইচ্ছা পোষণ করে আসছি। কিন্তু ঘটনা এমনভাবে 

মোড় নিচ্ছে যে, পঁচিশ বছর হয়ে যাচ্ছে তবু আমি যাবার সুযোগ পাচ্ছি না।” 
হযরত খাজা এ কাহিনী বর্ণনার পর বলেন যে, আমি যখন উক্ত দরবেশের এ 
কথা শুনলাম তখন মনে মনে সিদ্ধান্ত নিলাম যে, আমি এ শহরে থাকব না। 
করেকটি জায়গা সম্পর্কে আমার ধারণায় আসত বটে যে আমি সেখানে চলে 
যাই, কখনও-বা মনে ভাবতাম যে, পিটয়ালী” শহরে চলে যাই। সে সময় 
সেখানে একজন ভূর্ক ছিল। কখনও মনে করতাম যে, বিশনালা চলে যাব। সেটা 

“একটি পরিক্কার-পরিচ্ছন্ন জায়গা । এরপর আমি সেখানেই চলে যাই এবং তিনদিন 
সেখানে থাকি। কিনতু সেখানে ভাড়ায় কিংবা নগদ মূল্যে কোন বাড়িই পাওয়া 
যায়নি । উক্ত তিন দিনের প্রতি দিনই কারো না কারো মেহমান হিসেবেই কাটহি। 
একদিন সেখানকার একটি বাগানে-যাকে “বাগে হায়রাত' বলা হয়, গিয়ে 
মুনাজাত করতে মনে সাধ জাগে । আমি আরয করলাম, খোদাওয়ান্দ । আমি এই 
শহর ছেড়ে চলে যেতে চাচ্ছি। তবে কোন জায়গাই নিজস্ব মর্জি মুতাবিক 
এখতিয়ার করব না। যেখানেই তোমার মর্জি, সেখানেই আমি চলে যেতে চাই। 
আকস্মিকভাবে এক গায়েবী আওয়াষ শোনা গেল- যার ভেতর গিয়াছপুরের নাম 
ভেসে আসল । আমি গিয়াছপুর- কখনও দেখিনি। আর এটাও জানতাম না যে, 
গিয়াছপুর কোথায়! আমি আওয়ায শোনার পর আমার একজন দোস্তের নিকট 
যাই। উক্ত দোস্ত ছিলেন নিশাপুরের অধিবাসী একজন নকীব। আমি তীর বাড়ি 
যাই এবং সেখানে জিজ্ঞাসা করে জানতে পারি যে, তিনি গিয়াছপুর গেছেন। 
আমি মনে মনেই ভাবি যে, তাহলে সেটাই গিয়াছপুর। মোটকথা, আমি 


তিনি NES EME 
১, আম্ব জেলার একটি ছোট শহর । 


৭৮ সংগ্নামী সাধকদের ইতিহাস 


গিয়াছপুর আসলাম । সে জায়গায় তখন আজকের :মত আবাদী ও লোকবসতি 
গড়ে ওঠেনি। জায়গাটা ছিল অখ্যাত ও অজ্ঞাত। লোকজনও ছিল কম। আমি 
আসলাম ও বসবাস করতে শুরু করলাম । যখন সুলতান কায়কোবাদ১ কিলোখ-. 
ড়িকেই নিজস্ব আবাস হিসেবে মনোনীত করেন তখন থেকেই লোক সমাগম 
সেখানে বাড়তে থাকে । আমীর-উমারা, সাম্রাজ্যের বিশিষ্ট ও গণ্যমান্য ব্যক্তিদের 
এবং তৎ্সহ সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ পদাধিকারী ও সম্পর্কিত ব্যক্তিবর্গের আনাগোনা 
শুরু হয়ে যায়। আমি যখন লোকজনের এরূপ ভীড় লক্ষ্য করলাম, তখন মনে 
মনেই ভাবলাম- এখন. দেখছি এখানে থেকেও চলে যেতে হবে। আমি যখন 
এরূপ ধারণায় মগ্ন ছিলাম, ঠিক সে যুহুর্তে একজন বুবর্ণ ও শ্রদ্ধেয় ব্যক্তি যিনি 
আমার উত্তাদও ছিলেন-শহরে ইন্তিকাল করেন। নিজের মনেই বললাম, 
আগামীকাল আমি যখন তার ফাতেহাখানিতে যাব, তখনই কোন দিকে বেরিয়ে 
পড়ার কথা চিন্তা করা যাবে। আপন মনেই এমত সিদ্ধান্ত আমি গ্রহণ করি। 
সেদিনই সালাতুল “আসর বাদ একজন যুবক আমার নিকট আসল। যুবকটি 
অত্যন্ত সুন্দর, কিন্তু দুর্বল ও হালকা-পাতলা ধরনের । আল্লাহই জানেন -সে 
আধ্যাত্মিক পথের কোন পথিকই ছিল অথবা অন্য কেউ। সে আসামাত্রই আমাকে 
লক্ষ্য করে নিম্নোক্ত কবিতা আবৃত্তি করল ৪ 
৭ SSS লেপ) এসডি 4S ১৩০৭ 
০ (5812 01425 155.০53৫51 4৫ 

ছিল যে, তোমার দিকে সারা দুনিয়ার মানুষ অঙ্গুলী সংকেত করবে। 

হযরত খাজা নিজাম (র) বলেন বে, যুবকটি আমাকে আরও কিছু বলেছিল 
যা আমি লিখে নিয়েছিলাম। এরপর সে বলল, প্রাথমিক অবস্থায় মানুষের পক্ষে 
মশহুর হয়ে যাওয়া ঠিক নয়। আর যখন কোন ব্যক্তি মশহুর হয়েই যায়, তখন 
এমন হওয়া উচিত যেন কিয়ামতের দিন রাসূল পাক (স)-এর সামনে তাকে 
লজ্জিত হতে না হয়। ন 
১, সুলতান মু'দঈয্দীন কায়কোবাদ (হিজরী ৬৮৬ থেকে ৬৮৮ পর্যন্ত) বোগরা খানের পুত্র এবং সুলতান 

গিয়াসুদ্দীন বুলবনের পৌত্র ছিলেন। রাজতৃকাল তিন বছর। 
২. স্যার পারিযিদ আহমাদ খান ‘আছারুস্‌ সানাদীদ' নামৃক গ্রস্থে লিখেন যে, মু'দযুদ্দীন কায়কোবাদ ৬৮৩ 

হিজরীতে একটি কেল্লা নির্মাণ করেন এবং কিলোখড়ি তার নাম রাখেন'। যদিও বর্তমানে উক্ত কেল্লার 


নাম-নিশানাও নেই, কিনু স্যাট হুয়াফুনের সমাধি সৌধের পাশেই কিলোখড়ি এবং দশ পাঁচটা 
ঝুপড়িও সেখানে বিদ্যমান । চতুর্থ অধ্যায়, পৃষ্ঠা ৪। 


সুলতানুল মাশায়িখ হযরত নিজামুদ্দীন রে)-এর জীবনী ও কামালিয়াত ৭৯ 


এরপর সে বলল যে, এটা কি ধরনের হিম্মত ও মনোবল. যে, আল্লাহ্‌র সৃষ্টি থেকে 
পালিয়ে গিয়ে নির্জনবাস গ্রহণ করা হবে? তার লক্ষ্য ও উদ্দেশ্য এটাই ছিল যে, 
শক্তি-সাহস'ও মনোবলের অধিকারী হলে আল্লাহ্‌র, সৃষ্ট মাখলুকের মধ্যেও 
আল্লাহ্‌র ধ্যানে ও স্মরণে মশগুল থাকা সম্ভব! সে কথা শেষ করতেই আমি কিছু 
খাবার তার সামনে এনে রাখলাম । কিন্তু সে হাত বাড়াল না । তখনই আমি 
অন্তরে নিয়ত করে ফেলি যে, আমি এখানেই থাকব! যখন আমি এরূপ, নিয়ত 
করে ফেললাম তখন সে অল্প খাবার খেয়ে চলে গেল 1১ 


জনন্রোত 

গিয়াছপুরে অবস্থানকালীন সময়ে,আল্লাহ্‌র বান্দারা হযরত খাজা নিজাম রে)- , 
এর দিকে সোতের বেগে আসতে শুরু করে এবং এখান থেকেই তার আধ্যাত্মিক 
ও আদর্শিক বিজয়ের দরজা খুলে যায়। 

তাষকিরা গ্রন্থসমূহ থেকে এটা জানা যায় না যে, কতদিন গিয়াছপুর 
অবস্থানের পর তার পবিত্র ও বরকতময় সত্তা জনতার দৃষ্টি ও লক্ষ্যবস্তুতে 
পরিণত হয়েছিল এবং গিয়াছপুরের খানকাহুর প্রসিদ্ধি ও খ্যাতি সাধারণ্যে ছড়িয়ে 
পড়েছিল । তবে এতটুকু জানা যায় যে, গিয়াছপুরে অবস্থান গ্রহণের পরেও তিনি 
দীর্ঘকাল সংকট ও অভাব-অনটনের ভিতর দিয়েই অতিবাহিত করেন। এমন কি 
বেশ কিছুকাল তিনি ভীষণ গরম ও. নু-হাওয়া চলাকালীন সময়েও বেশ দূরে 
অবস্থিত জামে মসজিদে জুম“আর দিন পায়ে হেঁটে যেতেন! এরূপ সংকট ও 
অনটনের পর সৃষ্টার স্বাভাবিক নিয়মেই কিছুটা সুখ-শান্তি ও স্বস্তির যুগ ফিরে 
আসে এবং জনস্রোত এমনভাবে খানকাহমুখী হতে শুরু করে যে, তার সামনে 
দিল্লীর সুলতানের দরবারী মর্যাদাও নিল্পরভ হয়ে পড়ে। 
অনুগ্রহ বিতরণকারী ফকীর 

সিয়ারুল আওলিয়া প্রণেতা বলেন, পুরাতন অভ্যাগত ও মেহমান, নবাগতের 
মধ্যে পরদেশী অথবা শহরবাসী যেই তীর কাছে আসত, সন্দর্শন ও কাদমবুসির " 
সৌভাগ্য লাভে সক্ষম হত; তিনি কাউকেই বঞ্চিত করতেন না। পোশীক- 
আশাক, নগদ অর্থ এবং হাদিয়া-তোহফা যাই আল্লাহ্‌র তরফ থেকে আসত, 
সবকিছুই আগত ও বিদায়ী লোকজনের জন্য ব্যয় করা হত এবং. যেই আসুক না 
কেন, কখনই খালি হাতে ফিরে যেত না।৩ 
১. সিয়ারুল আওলিয়া, পৃ. ১২৯। 
২ দুঃখের পর সুখ অবধারিত, নিশ্চয়ই দুঃখের পর সুখ অবধারিততাবেই আসে ৷ (আল-কুরআন) ৷ 
৩. সিয়ারুল আওলিয়া । 


৮০ সংগ্রামী সাধকদের ইতিহাস 

হযরত খাজা নাসীরদন্দীন চেরাগে দিল্লী (র) বলেন, 
বিজয় অভিযানের অবস্থা ও নমুনা এমনই ছিল যে, ধন- দৌলতের সমুদ্র 
যেন দরজার সামনে ঢেউ খেলত। সকাল থেকে সন্ধ্যা পর্যন্তই নয়, বরং 
"ইশা পর্যন্ত লোকজনের আসার বিরাম ছিল না। কিন্তু আনয়নকারীর চেয়ে 
গরহণকারীর সংখ্যা ছিল অনেক বেশি। লোকে যাই কিছু আনত, তার চেয়ে 
বেশি পরিমাণেই হযরত খাজা রে)-এর অনুগ্রহ পেত ৷ 


জাগ্রত হবার পর প্রথম প্রশ্ন 

হযরত খাজা নিজামুদ্দীন আওলিয়া রে)-এর পবিত্র অভ্যাস ছিল, দুপুরের 
আহার গ্রহণের পর কিছুক্ষণ ঘুমিয়ে উঠেই সর্বপ্রথম দু'টি সওয়াল জিজ্ঞেস 
করতেন। প্রথমত, ‘ বেলা কি চলে গেছে? এবং দ্বিতীয়ত, “ কেউ আসেনি ডো 
এটা এজন্য জিজ্ঞেস করতেন যেন কাউকে তাঁর জন্য অপেক্ষা করতে না হয়।২ 


দুনিয়ার প্রতি বিতৃষ্ণা এবং বিনিময় ও দান | 
দুনিয়া তার দিকে যে পরিমাণে ঝুঁকেছিল তার প্রকৃতি ও মানসিকতাও সে 
পরিমাণ দুনিয়ার প্রতি বিতৃষ্ণায় ভরে উঠেছিল। অধিকাংশ সময়ই তিনি 
কীদতেন। সাফল্য ও জয়যাত্রা যে পরিমাণে বৃদ্ধি পেত, ঠিক সম-পরিমাণে তিনি , 
কাঁদতেন এবং অনুরূপভাবেই তিনি প্রয়াস চালাতেন যেন তীর খিদমতে আনীত 
দ্রব্য ও সম্পদসমূহ তাৎক্ষণিকভাবে বিলি-বণ্টিত হয়ে যায়। কিছুক্ষণ পরপরই 
লোক পাঠিয়ে হিদায়াত দিতেন, যা কিছুই আসুক না কেন, সঙ্গে সঙ্গেই যেন তা 
বিলি-বন্টন করে দেওয়া হয়। যখন সব কিছুই বশ্টিত হয়ে যেত এবং অভাবী ও 
দুঃস্থ লোকদের নিকট তাদের প্রাপ্য পৌছে যেত, তখন তিনি তৃপ্তি ও আরাম 
বোধ করতেন । প্রতি জুমআর দিনে হুজরা ও ভাণ্ডার ঘর এমন করে খালি করে 
দিতেন যেন তিনি ঘর ঝাড়ু দিয়ে জঞ্জাল পরিষ্কার করে ফেলছেন। এরপর তিনি 
" মসজিদে যেতেন ৷ যদি বাদশাহ কিংবা শাহ্যাদাদের মধ্যে কেউ তখন আস্তানায় 
হাযির হত এবং তাদের নযর- নেয়া ও আগমন খবর পৌছত, তাহলে 
নির্লিপতার সুরে ঠাণ্ডা নিশ্বাস ফেলে তিনি বলতেন, ০০৪ 
সময় নষ্ট করতে এসেছে!” 
বিনা গাজর রর চেৰা 
মালফ্যাত। 
২. সিয়ারুল আওলিয়া, পৃ. ১২৬। 
৩. সিয়ারুল আওলিয়া, পৃ. ১২০ । 


সুলতানুল মাশায়িখ হযরত নিজায়ুদ্দীন (র)-এর জীবনী ও কামালিয়াত ৮১. 
, জমি-জারণা ও অতিরিক্ত ধন-সম্পদ থেকে বিরত থাকা 2 
.... আমীর হাসান “আলা সিজযী বলেন যে, একবার আর্মি উপস্থিত ছিলাম। সে 
সময় একজন আমীর বাগান, অনেক জায়গা-জমি এবং অন্যান্য আসবাবপত্রের 
দলীল-দস্তাবিজ হযরত খাজা নিজামুদ্দীন (র)-এর খিদমতে পাঠিয়েছিল এবং 
এভাবে স্বীয় একনিষ্ঠ ভক্তি ও শ্রদ্ধা প্রকাশ করেছিল। হযরত খাজা রে) তা কবুল ' 
করলেন না বরং মুচকি হেসে বললেন, “যদি আমি এটাকে কবুল করি তবে 
এরপর লোকে বলাবলি শুরু করবে যে; শায়খ বাগান ভ্রমণে গেছেন এবং নিজ 
জায়গা-জমি ও ক্ষেত-খামার দেখতে থেছেন। এসব কাজের সাথে আমার কি 
সম্পর্ক? আমাদের কোন শায়খ ও বুযর্গ কেউই জায়গা-জমি কবুল করেন নি।*১ 
ভিসি দিলা 
দু'বেলাই বিছানো হত এবং বিভিন্ন প্রকারের খাদ্যদ্রব্য প্রচুর পরিমাণে এতে রাখা 
হত! আমীর-গরীব, বাদশাহ-ফকীর, শহরের নাগরিক ও পরদেশী, নেককার 
এবং বদকার কারুরই এতে বাছ-বিচার ছিল না। সর্বশ্রেণীর ও সর্বস্তরের মানুষ 
এক জায়গায় বসে এবং একই সাথে খাবার খেত। নিয়ে যাবারও অনুমতি ছিল। 
কেউ কেউ খেত এবং বেঁধেও নিয়ে যেত। এই শাহী দস্তরখান নিজস্ব বৈশিষ্ট্য 
ছিল অনন্য। এই দত্তরখানে বসে শত শত হাযার হাযার দরিদ্র মানুষের সেসব 
খাবার খাওয়ার সৌভাগ্য হত যারা সেগুলোর নামও শোনেনি। শাহী দরবারে বড় 
বড় আমীর-উমারা- এবং সাম্রাজ্যের বিশেষ গণ্যমান্য ব্যক্তিবর্গেরও উক্ত . 
দরম্তরখানে শরীক হবার ইচ্ছে হত এবং খাবারের-স্বাদ ও গন্ধের কথা স্মরণ 
করত। লোকদের হিদায়াত তথা সৎপথ প্রদর্শন, সুলুক ও তরবিয়তের সাধারণ 
ফয়েষ ছাড়াও (যার দরজা সব সময় খোলাই থাকত) হযরত খাজা নিজামুদ্দীন 
আওলিয়া রে)-এর এটাও একটি ফয়েয ছিল যা দিল্লীতে পূর্ণ প্রাচ্যের সাথে 
অব্যাহত ছিল এবং তিনি লাখো আল্লাহ্‌র বান্দার লালন-পালনের মাধ্যম ছিলেন। 
মাওলানা মালাধির আহসান গিঙ্গানী দরবেশের শাহী দকরখানের বর্ণনা দিতে 
পিয়ে কি সুন্দরই নাবলেছেনা ' ... 

আজ রাজপাসাদের প্রাচ্যের কাহিনীর সাথে নিঃ্ ও গরীবদের জন্যও 

কুষ্টীরাশ্রু বর্ষণ করা হয়। অথচ ইসলামের ইতিহাসে গরীব ও আমীরের 

১০১85 8 


১. ফাওয়ায়েদুল ফুওয়াদ, পৃ. ৯৯। 


বুযর্গদেরকে প্রদান করতে হত!" এই খানকারই মাধ্যমে দেশের গরীব ও 
দরিদ্র শ্রেণীর কাছে তাদের ন্যায্য হিস্যা পৌছে যেত। * 
প্রকৃত ঘটনা এই যে, ইসলামী রাজত্বের কোন একটি যুগ এবং সে সময়ে 
ভারতবর্ষের' কোন একটি প্রদেশ ও অঞ্চল খুঁজে পাওয়া যাবে না, যেখানে 
রাসুলুল্লাহ (সা)-এর নির্দেশ 
১651১51০১০৩ ৫১091 ০৯৯৬৯ 

অর্থাৎ “ধনাঢ্য ব্যক্তিদের নিকট থেকে গ্রহণ কর এবং দরিদ্র ও অভাবী 
লোকদের মধ্যে তা বন্টন করে দাও’ কার্যকরী করতে সত্যশ্রমী ও সুফীদের 
এ সম্প্রদায় মশগুল ছিল না। বিশেষ করে যখন কোন বুযর্গের কোন বিশেষ 
বৈশিষ্ট্যের কারণে আমীর-উমারা ও ধনাঢ্য ব্যক্তিদের ওপর তার প্রভাব- 


করছে দেশের ও যান হিসেবে পরিগণিত হয়ে আসছিল; বরং এ সমন্ত 
খানকাহ্র মাধ্যমেই গরীব ও নিঃস্বদের কাছেও এ সমস্ত নিয়ামত পৌছে 
যেত যেগুলোর নাম তারা সম্ভবত শোনেওনি ৷" | 


বিবিধ প্রকারের খাদ্যদ্রব্য ও নিয়ামত ছড়ানো থাকত, তাতে শরীক হতেন নার 
বরং তার খোরাক ছিল সাধারণভাবে এক আধখানা রুটি, কিছু করেলা ইত্যাদি 
. . সবজি অথবা কিছু ভাত $ 


_.._ শশী 
১. নিজামে তা'লীম, পৃ. ২১৪! 
২, নিজামে তা'লীম, পৃ. ২২০ । 
৩. নিজামে তা'লীম, পৃ. ২২৮। 
8. সিয়ারুল আওলিরা, পৃ. ১২৫। 


55595 ৮৩ 
নিয়ম-প্রণালী 
| দিলে 
আগে মুরশিদ (র)-এর নিরুটাত্মীয় হতেন; এরপর “উলামায়ে কিরাম, নিয় 
ব্যক্তিবর্গ এবং শেষদিকে অভিজাত মহল আসন নিতেন ৷” 


সমকালীন সুলতানের সাথে সম্পর্কহীনতা 
চিশতিয়া সিলসিলার বুনিয়াদ ভারতবর্ষের গোটা সাম্রাজ্যের ধর্মীয় নেতৃত্ব ও 
পথ-প্রদর্শনই নয়, বরং ইসলামী সাম্রাজ্যের ভিত্তি প্রতিষ্ঠা, মুসলিম সমাজ 
জীবনের সংস্কার ও সংশোধন এবং তন্মধ্যে রূহানিয়াত (আধ্যাত্মিকতা) ও. 
আল্লাহ্‌র সাথে নৈকট্যপূর্ণ সম্পর্কে প্রাণ সঞ্গরের সাথে সাথে সে যুগের সুল- 
তানদের সাথে সম্পর্কহীনতার মূলনীতির ওপর প্রতিষ্ঠিত ছিল এবং এটা এ 
উত্তরাধিকার ও আমানত হিসেবে পরিগণিত হত। চিশতিয়া সিলস্লার মাশায়িখে : 
কিরাম সীসার ন্যায় মযবুত, সুদৃঢ় ও দুর্তেদ্য দুর্গ জয় করার ব্যাপারে নিজেদের 
যোগ্যতা ও প্রতিভার পূর্ণ পরিচয় দেন। একদিকে তারা শাহী দরবারের তুল ও 
সি এবং যুগের বিভিন্ন ফিতনা-ফাসাদের উৎখাত সাধন করেন, 
পরদিকে নীতি, আদর্শ এবং “আকীদার দিক দিয়ে এরূপ সিদ্ধান্তও নেন যে, 
শাহী কিংবা রাজপরবারের সাথে তাদের সরাসরি কোন সম্পর্ক থাকবে না। 
হযরত খাজা মু'ঈনুদ্দীন চিশতী রর) থেকে আরম্ভ করে হযরত খাজা. 
নিজামুদ্দীন আওলিয়া রে) পর্যন্ত এই নিয়মই ছিল যে, শাহী দরবারে যাওয়া 
যেমন চলবে না, ঠিক তেমনি যুগের যিনি সুলতান-তীর সাথে মুলাকাত করতে 
যাওয়াও চলবে না। সবাই এ নীতি দৃঢ়ভাবে আঁকড়ে ছিলেন।-এর পরিণতি এই 
হয়েছিল যে, রাজনীতির তিক্ত কীটা তাদের আঁচলে জড়িয়ে কখনও তীদেরকে 
বিব্রত করতে পারেনি এবং সাম্রাজ্যের বিভিন্নমুখী বিপ্লব ও রাজবংশের উত্থান- 
পতন তাঁদের কেন্দগুলিতে.ও তৎপরতার মধ্যে কোনরূপ প্রভাব-প্রতিক্রিয়া সৃষ্টি 
করতে পারেনি । তাঁদের. একনিষ্ঠতা, একান্তিকতা ও নিঃস্বার্থপরতা সকল প্রকার 
রাজনৈতিক বিভেদ ও বৈপরীত্য সত্বেও সঠিক ও অব্যাহত থাকে 'এবং এরই 
কারণে ভারতবর্ষে সর্বাপেক্ষা দীর্ঘকালব্যাগী এ সিলসিলার পক্ষে তাদের মিশন.“ 
অব্যাহত রাখা এবং. উপমহাদেশে নিজেদের প্রভাব-প্রতিপত্তি কায়েম করার 
নিরবচ্ছিন্ন সুযোগ মিলেছিল.। সম্ভবত. এরই পরিণতিতে এ সিলসিলা সাধারণ 
লোকসমাজে. জনপ্রিয়তা ও চিরভ্তনতা লাভে সক্ষম হয়েছিল৷ 
১. সিয়ারুল আওলিয়া, পৃ. ২০২। রর 


৮৪ সংগ্রামী সাধকদের ইতিহাস . 

হযরত শায়খ নিজামুদ্দীন (র) যখন থেকে শায়খুল- কবীর (র)-কর্তৃক 
ভারতবরর্ষকে আধ্যাত্মিক শক্তিতে জয় করতে এবং তবলীগ ও হিদায়াতের জন্য 
আদিষ্ট হয়ে এসেছিলেন; তারপর থেকে দিন্ীর সিংহাসনে একের 'পর এক 
গীচজন বাদশাহ অধিষ্ঠিত হন এবং তীরা অত্যন্ত জীকজমক ও-দোর্দও প্রতাপে 
রাজত্ব করেন। কিন্তু মাত্র একবার ছাড়া এবং তাও ধর্মীয় প্রয়োজন, হেতু (সামা' 
হালাল অথবা হারাম সম্পর্কিত বাহাছে) আর কখনও শাহী দরবারে যান নি অথবা 
তৎকালীন বাদশাহদেরও কাউকে নিজ দরবারে আসবার অনুমতি: দেন নি। 
গিয়াছুদ্দীন বলবনের রাজত্বকালে তীর [শায়খ.নিজাম (র)] খ্যাতির দীপ্ত সূর্য ও 
ব্যাপক জনপ্রিয়তা মধ্যাকাশে উপনীত হয় নাই বিধায় সুলতান গিয়াছুদ্দীনের . 
নজর তীর ওপর পড়ে নাই। সুলভান মু'ঈয্যুদ্দীন কায়কোবাদ খেলাধুলা, ক্রীড়া- 
কৌতুক, শিকার ও ভ্রমণেই বেশীর ভাগ সময় কাটাতেন।, 


" জালালুদ্দীন খিলজীই প্রথম বাদশাহ ছিলেন যিনি জ্ঞানী, দৃঢ়চেতা, সহিষ্ণু, 
প্রতিভা ও মনীষার সন্ধান লাভে সক্ষম এবং গুণীজনের একান্ত ভক্ত ও অনুরক্ত - 
ছিলেন৷ এ সময় হযরত খাজা নিজামুদ্দীন আওলিয়া (র)-এর খ্যাতি ও প্রসিদ্ধি 
চারদিকে ছড়িয়ে পড়েছিল এবং তা সর্বোচ্চ সীমায় উপনীত হয়েছিল। সুলতান : 
জালালুদ্দীন কয়েকবার তাঁর “দরবারে উপস্থিত হবার অনুমতি প্রার্থনা করেন। কিন্তু 
কখনও তা.মঞ্জুরী লাভে সক্ষম হয় নি। শেষ পর্যন্ত সুলতান আমীর খসরূ (র)-. 


-=এর সাথে (যিনি সুলতানের সভাকবি ও সেক্রেটারী ছিলেন) এমত পরিকল্পনা 


করেন যে, একবার আগমন, সংবাদ না জানিয়েই হযরত শায়খ রে)-এর খিদমতে 
উপস্থিত হবেন। আমীর খসরূ (র) সমীচীন মনে করেন যে, স্বীয় মুরশিদকে এ 
সম্পর্কে অবগত করানো হবে! কেননা তিনি তাকে. বাদশাহর আগমন সংবাদ না 
দিলে সম্ভবত তা তার জন্য মঙ্গলজনক হবে না । যদিও এ ব্যাপারে. বাদশাহ্‌ 
আমীর খসর (র)-কে স্বীয় গোপন অভিসন্ধির অংশীদার বানিয়েছিলেন, তথাপি 
শায়খ ও মুরশিদের নিকট এ পরিকল্পনা ও অভিসন্ধি গোপন রাখা তার নিকট 
সমীচীন মনে হয়নি৷ আমীর খসরূ (র) শায়খ খাজা নিজাম (র)-এর নিকট গিয়ে : 
আরধ জানান যে, আগামীকাল বাদশাহ আপনার খিদমতে হাযির হবেন। হযরত 


্ , খাজা নিজায়ুদ্দীন (র)একথা শোনামাত্রই স্বীয় মুরশিদ শায়খুল কবীর (র)-এর 


কবর যিয়ারতের নিয়তে আজুদহন অভিমুখে রওয়ানা হয়ে যান । বাদশাহ যখন এ 


সংবাদ. অবগত হলেন তখন আমীর খসর (র)-এঁর ওপর তিনি অত্যন্ত অসভুষ্ট 


হন, যেহেতু আমীর খসরূ (র)তীর গোপন পরিকল্পনা ফাঁস করে দিয়েছেন এবং 
খাজা রে)-এর কদমবুসির সৌভাগ্য থেকে তাকে বঞ্চিত করেছেন। জিজ্ঞাসিত 


সুলতানুল মাশায়িখ হযরত নিজামুদদীন রে)-এর জীবনী ও কামালিয়াত.. ৮৫ 
' হয়ে আমীর খসর (র) উত্তর 'দেন “যে, বাদশাহর অসস্তুষ্টিতে জীবন হারাবার ভয় 
ছিল, কিন্তু মুরশিদ (র)-এর. অসম্ভুষ্টিতে ছিল ঈমান হারাবার ভয়। বাদশাহ 
টু 9555 
করেন এবং নিশ্চুপ হয়ে যান।৯ : 
সুলতান 'আলাউদ্দীনের পরীক্ষা ও শ্রদ্ধা 
সৌভাগ্যবান বাদশাহ- খীকে দ্বিতীয় আলেকজাপ্ডারও বলা হয়- আপন চাচা 
সুলতান জালালুদ্দীনের পরে সিংহাসনে অধিষ্ঠিত হন। প্রথমদিকে হযরত খাজা 
. নিজামুদ্দীন আওলিয়া (র)-এর প্রতি তার অনুরাগ ও বীতরাগ বা শ্রদ্ধা ও ঘৃণা 
কোনটিইছিল না । কেউ কেউ সুলতানকে হযরত খাজা রে) সম্পর্কে ভুল ধারণা 
দেবার প্রয়াস পেয়েছিল এবং তীর প্রতি ব্যাপক জনস্রোতের গতি ও অসাধারণ 
জনপ্রিয়তা সাম্রাজ্যের জন্য বিপদজনক-এমত, ধারণা সৃষ্টিরও প্রয়াস চালিয়েছিল। 
সুলতান “আলাউদ্দীন পরীক্ষার উদ্দেশ্যে হযরত খাজা নিজামুদ্দীন (র)-এর 
খিদমতে আপন পুত্র, ও যুবরাজ খিযির খানের হাতে বিনীতভাবে 'লিখ্তি একটি 
দরখাস্ত পাঠান যার মধ্যে সাম্রাজ্যের ব্যবস্থাপনা সম্পর্কে পরামর্শ ও উপদেশ 
“দেবার, জন্য আবেদন জানানো হয়েছিল। যখন খিযির খান এই আবেদন পত্র 
নিয়ে খাজা রে)-এর খিদমতে উপস্থিত হন, তখন তিনি কাগজখানা হাতে নিয়েই 
এবং তা না পড়েই মজলিসে উপস্থিত শ্রোতৃবৃন্দকে-লক্ষ্য করে বলেন, আমি 
. দু'আ" করছি।' এরপর তিনি বলেন, “দরবেশদের বাদশাহর সাথে কি কাজ? 
' আমি. একজন ফকীর মানুষ। "শহরের এক কোণে পড়ে আছি। বাদশাহ এবং 
মুসলমানদের জন্য দু'আ” প্রার্থনায় মশগুল । আর এতে যদি বাদশাহর কোনরূপ 
আপত্তি কিংবা অভিযোগ থেকে থাকে, তাহলে আমি এখান থেকে চলে যাচ্ছি। 
আল্লাহর যমীন অত্যন্ত প্রশস্ত।” সুলতান ‘আলাউদ্দীন এরূপ জবাবে অত্যন্ত গ্রীত 
হন এবং বলেন, আমি জানতাম যে, সাম্রাজ্যের কোন ব্যাপারে কিংবা 
রাজনীতিতে খাজা হযরত (র)-এর কোনরূপ যোগসূত্র নেই। কিনতু দুষ্ট লোকেরা 
চয় যে, ৬4595755548 
ধ্বংস হয়ে যাক 1১ 


১. সিয়ারুল আওলিয়া, পৃ. ১৩৬ ৷ 
২, সিয়ারুল আওলিয়া, পৃ. ১৩৪ । 


৮৬ সংঘামী সাধকদের ইতিহাস 


বাদশাহর আগমন সংবাদে 'ওঘরশাহী টু 
আর রিবা রে 
ফরেন এবং বলে পাঠান যে, “আমি হুযুরেরই একজন ভক্ত ও অনুরক্ত মাত্র; 
আমার অন্যায় ও বেয়াদবী হয়েছে। আমাকে যেন মাফ করা হয় এবং হাযির 
হবার এজাযত দেওয়া হয় যাতে কদমবুসি করবার সৌভাগ্য ঘটে ।” হযরত খাজা 
(র) লেন যে, “আসবার প্রয়োজন নেই। আমি দূরে থেকেই দু'আ' করছি। আর 
দূরের দু'আ' অত্যন্ত ফলপ্রমু ও কার্যকর হয়ে থাকে ।”* 
ঘরের দু*টি দরজা, 
সুলতান এরপরও সাক্ষাত লাভের জন্য পীড়াপীড়ি করতে থাকেন। এতে : 
হযরত বলেন, “এ ফকীরের ঘরে দু'টি দরজা ৷ বাদশাহ এক দরজা দিয়ে প্রবেশ 
করবেন আর আমি অন্য দরজা দিয়ে বেরিয়ে যাব ।”২ 


ইসলামের জন্য চিন্তা-ভাবনা 


যদিও সুলতান ‘আলাউদ্দীনের হযরত খাজা নিজামুদ্দীন রে)-এর খিদমতে 
উপস্থিত হবার সুযোগ ও সৌভাগ্য হয় নাই, তথাপি তীর প্রতি সুলতানের ভক্তি- 


শ্ৰদ্ধা বরাবর অক্ষুণ্ণ ছিল এবং তিনি সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ ব্যাপারে তথা উদ্বেগ ও ৯ 


উত্কণ্ঠার ক্ষেত্রে হযরত খাজা রে)-এর মুখাপেক্ষী হতেন। এক্ষেত্রে সুলতান : 
ুোরিরধ্ডি পা উন কিন সানি ০ ঘট নয 
করতেন। : 

কাধী যিয়াউদীন বারনী বলেন যে, যখন মালিক নায়েব (মালিক কাফ্র) 
. বিরঙ্গীলের অবরোধে ব্যস্ত তখন তেলেঙ্গানার রাস্তা বিপদপূর্ণ হয়ে যায়। রাস্তায় 
অৱস্থিত থানা ও ফাঁড়িগুলিও উঠে যায়। চল্লিশ দিনেরও বেশি হয়ে, গিয়েছিল 
কিন্তু সৈন্যবাহিনীর নিরাপত্তা ও মঙ্গলজনক কোন খবরই সুলতানের: নিকট 
পৌছুচ্ছিল না। সুলতান ছিলেন অত্যন্ত উদ্বিগ্ন ও উৎকণ্ঠিত। দরবারের 
আমীর-উমারা ও অমাত্যবর্প আশংকা প্রকাশ করছিল হয়ত-বা সৈন্যবাহিনী কোন 
দৈব-দুর্বিপাকের শিকারে পরিণত হয়েছে, ফলে রসদপত্র ও. চিঠিপত্রাদির 
যোগাযোগ ছিন্ন হয়ে গেছে। এরূগ চিন্তা-ভাবনা ও উদ্বেণ-উৎকণ্ঠার কালেই 
একদিন সুলতান মালিক কারা বেগ এবং কাধী মুগীছুদ্দীন বিয়ানুবীকে হযরত 
খাজা রে)-এর খিদমতে পাঠান এবং বলে দেন যে, মুসলিম সৈন্যবাহিনীর 


১. সিয়ারুল আওলিয়া, পৃ. ১৩৫। 
২. সিয়ারুল আওলিয়া, পৃ. ১৩৫ । 


সুলতানুল মাশায়িখ হযরত নিজামুদ্দীন (র)-এর জীবনী ও কামালিয়াত ৮৭ 


মল্লামঙ্গলের কোন খবর না পেয়ে সুলতান অত্যন্ত উদ্বিগ্ন ও উৎকণ্ঠিত। 
ইসলামের জন্য চিন্তা-ভাবনা ও দরদ-অনুভূতি সুলতানের চেয়েও তীর অনেক 
রেশী। অতএর তিনি যদি বাতেনী চোখের সাহায্যে সৈন্যবাহিনীর কোনরূপ 
অবস্থা অবগত হন তাহলে. তিনি যের্ন তা জানিয়ে নিশ্চিন্ত ও খুশী করেন। 
সুলতান পয়পামবাহীদের হিদায়াত করে দেন যে, ওঁ মুহুর্তে হযরতের মুখ দিয়ে 
খাই রেরুবে তা সঙ্গে সঙ্গেই হিফাযত করবে এবং এর মধ্যে যেন কোন কম- 
বেশি না করা হয় এবং সুলতানের প্রেরিত পয়গাম ভারা পৌছায়। তিনি পয়গাম 
শোনামাত্রই বাদশাহ্র বিজয়ের বর্ণনা দিতে শুরু করেন এবং বলেন, “এটা তো 
সামান্য ও নগণ্য বিজয় । আমরা আরও বড় বিজয়ের আশা রাখি ।” একথা শুনে 
মালিক কারা বেগ এবং কাষী মুগীছুদ্দীন অত্যন্ত খুশী মনে ফিরে আসেন এবং 
সুলতানকে এ সুসংবাদ দেন। সুলতান তা শুনে অত্যন্ত খুশী হন। তিনি স্থির 
নিশ্চিত হন যে, বিরঙ্গীলের বিজয় হয়ে গেছে। এ দিন সালাতুল “আসর সম্পন্ন 
করার অব্যবহিত পরই মালিক কাফুরের দূত এসে পৌছে এবং বিরঙ্গীলের বিজয় 
সংবাদ ব্যক্ত করে। জুমআর দিন বিজয়-পত্র মসজিদের মিম্বর থেকে পড়ে 
শোনানো হয়। পরাদশে খুশীর কাড়া-নাকাড়া বাজতে থাকে এবং আনন্দ উৎসবের 
ধুম লেগে খায়৷” 

- আরও একবার যখন মোগল দিরী আক্রমণোদ্যত হয়েছিল তখন সুলতান 
স্বয়ং যুদ্ধে যোগ দিয়েছিলেন। তিনি হযরত খাজা (র)-এর খিদমতে আরয 
“করেন, . “এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও নাযুক মুহূর্ত। আপনি একটু খেয়াল 
রাখবেন।” এরপর হযরত খাজা নিজাম (র) সমস্ত খানকাহ্বাসীদের লক্ষ করে 
বলেন, “আল্লাহ্র দিকে মনোনিবেশ কর এবং তারই দরগাহে মুসলমানদের 
জয়লাতের জন্য দু'আ’ করতে থাক।” এরপর সবাই দু'আ’ ও মুনাজাতে মগ্ন হয়ে 
যায় এবং অল্প কিছু পরেই বিজয়ের খবর এসে পৌছে। মোগলরা এ যুদ্ধে 

সম্পূর্ণরূপে পরাজিত হয় ।২ 

কাষী যিয়াউদ্দীন সুলতান ‘আলাউদ্দীন খিলজীর রাজদরবারের অন্যতম 
সভাসদ ছিলেন তিনি বলেন যে, সুলতানের গোটা রাজত্বকালে তার মুখ দিয়ে 
হযরত খাজা (র)-এর শানে কোন অমর্ধাদাকর উক্তি কখনই বের হয়নি। যদিও 
দুশমন ও হিংসুটে স্বভাবের লোকেরা শায়খ রে)-এর শাহী জীকজমক ও 
খানকাহুযুখী জনভ্রোত এবং শাহী লঙ্গরখানার মত ব্যাপক ও বিশ 
১. ভারীখে ফীরোযশাহী, পৃ. ৩৩৩ । 
২. সিয়ারুল আওলিয়া, পৃ. ১৬০। 


৮৮ | সংগ্ৰামী সাধকদের ইতিহাস 


কাণ্ডকারখানাকে সুলতানের চোখে উদ্দেশ্যপূর্ণ করে তুলতে 'কল্পনার রঙ মিশ্রিত 
এমন সব পন্থা-পদ্ধতি-এখতিয়ার করত যাতে সুলতানের মনে শায়খ (র)-এর 
প্রতি বিরূপ মনোভাবের সৃষ্টি হয়। সুলতান কিন্তু কখনও সেদিকে ভ্রুক্ষেপই 
করেন নি!-বিশেষ করে রাজত্বের শেষদিকে তিনি হযরতের প্রতি 'মাত্রাধিক 
পরিমাণে একনিষ্ঠ ও শ্রদ্ধাশীল হয়ে'ওঠেন। . 


সুলতান কুত্রুদ্দীনের বিরোধিতা ও হত্যা. 

সুজান 'আলাউদীনের পর সুণতানের বিতীয় গর বুদ মুবারক শাহ 
সার যুবরাজ বিধির খানকে বত করে জোরপূর্বক সিংহাসনে আরোহণ 
করেন.।. . 
| বিধির খান যেহেডু হযরত খাজা নিজামী আওলিয়ার মুরীদ ছিলেন এবং 
তিনিই (খিষির খান) মরহুম সুলতান ‘আলাউদ্দীনের সিংহাসনের ন্যায্য ও প্রকৃত 
উত্তরাধিকারী ছিলেন-খীর কাছে থেকে কুত্বুদ্দীন মুবারক শাহ ক্ষমতার মসনদ 
ছিনিয়ে নিয়েছিলেন-সেহেতু কুত্বুদ্দীন হযরত খাজা নিজামুদ্দীন (র)-এর প্রতি 
নির্মাণ করেছিলেন এবং সকল বুযর্গ ও ‘উলামায়ে কিরামের.ওপর নির্দেশ ছিল 
যেন তীরা সেখানে গিয়ে সালাতুল জুম'আ আদায় করেন। সুলতানুল মাশায়িখ 
' বলে পাঠান ঃ “আমাদের কাছেই একটি মসজিদ আছে! তার হক বেশী বিধায় 
আমরা সেখানেই সালাত আদায় করব।” তিনি অতঃপর জামে মীরিতে সালাত 
আদায় থেকে বিরত থাকেন? এতে বাদশাহ্‌ ভীষণভাবে ক্ষেপে যান। উপর 
প্রতি চান্দ্রমাসের প্রথম দিনে আত্মীয়-বান্ধব এবং শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ শাহী 
দরবারে উপস্থিত হয়ে বাদশাহর খিদমতে নযরানা পেশ করত । সুলতানুল 
মাশায়িখ এ অনুষ্ঠানেও শরীক হতেন না; প্রথামাফিক রসম পালনের উদ্দেশ্যে 
স্বীয় খাদিম ইকবালকে পাঠিয়ে দিতেন। এতে সুলতান আরো বিগড়ে যান ।-তিনি 
তীর সমস্ত, উীর ও আমীর-উমারাকে নির্দেশ দেন কেউ যেন হযরত খাজা 
নিজামুদ্দীনের যিয়ারত লাভের উদ্দেশ্যে গিয়াছণুর না যায় । 

আমীর খসরূ (র) লিখেছেন যে, বাদশাহ্‌র নির্দেশ ছিল, বে ব্যক্তি শায়খের | 
মাথা আনবে, তাকে . হাযার তংকা' বখশিশ দেওয়া 'হবে। একদিন-শায়খ . 
.যিয়াউদ্দীন রূমীর দরবারে সুলতান কুত্বুদ্দীন এবং হযরত খাজা নিজাযুদ্দীন রে) 
সামনাসামনি হয়ে যান। শায়খ একজন মুসলমান হিসেবে সুলতানকে সালাম 
জানান ৷ সুলতান কুত্বুদ্দীন জবাবদানে বিরত থাকেন। এ ধরনের. ঘটনাবলী চার 


সুলতানুল মাশায়িখ হযরত নিজাযুদদীন (র)-এর জীবনী ও কামালিয়াত ৮৯ 


বছরের শাসনামলে পর্যায়ক্রমে ঘটতে থাকে ।১ চান্দ্রমাসের প্রথম তারিখের 
অনুষ্ঠানে উপস্থিতির ব্যাপারে গীড়াগীড়ির ঘটনা সবশেষে ঘটেছিল । যাই হোক, 
অবশেষে সুলতান তীর রাজনৈতিক প্রতিদন্ী খসরূ খান কর্তৃক নিহত হবার পর 
এই বিরোধিতার অবসান ঘটে । | 


গায়েবী লঙ্গরখানা 
এঁ যুগেই সুলতান কুত্বুদ্দীনের তরফ থেকে এ ব্যাপারে অত্যন্ত 
কড়াকড়িভাবে বাধা-নিষেধ অরোপ করা হয়েছিল যে, দরবারের কোন 
আমীর-উমারা এবং সাম্োজ্যের বিশিষ্ট ব্যক্তিবর্গের পক্ষ থেকে যেন কোনরূপ 
মযরানা হযরত খাজা (র)-এর খিদমতে পেশ করা না হয়। হযরত খাজা 
তুলনায় বেশী করে খানা পাকানো হয় এবং দস্তরখানের পরিধি আরও অধিক 
প্রসারিত করা করা হয় । হযরত শায়খ নাসীরুদ্দীন চেরাগে দিন্নী রে) বলেন ৪ ' 
- একবার সুলতান কুত্বুদ্দীনকে কোন হিহসুটে বলে যে, শায়খ আমাদের 
'-হাদিয়া-নযরানা কবুল করেন না, অথচ আমীর-উমারা ও সরদারদের আনীত 
নযরানা কবুল করেন। সুলতান কুত্রুদ্দীন এর সত্যতা অবহিত হবার পর 
নির্দেশ পাঠান যে, কোন আমীর অথবা সরদার শায়খ রে)-এর ওখানে যাবে ' 
না। দেখা যাক; তিনি এত পরিমাণ লোকের দাওয়াত কোথা থেকে করেন। 
অধিকতু তিনি গোয়েন্দা নিযুক্ত করেন। তাদের ওপর দায়িত্ব চাপানো 
. হয়েছিল যেন তারা.কোন আমীর খাজা (র)-এর দরবারে গেলে লক্ষ্য রাখে 
এবং যথাসময়ে গিয়ে বাদশাহ্‌কে তা অবহিত করে। হযরত শায়খ রে) 
একথা শোনার পর.বলেন $ আজ থেকে খাবার বেশী করে পাক করা হোক। 
করেন ঃ শীয়খের খানকাহ্র অবস্থা কি? তারা বলল যে, আগে যে পরিমাণ 
পাক করা হত বর্তমানে তার দ্বিগুণ পাক করা হয়ে থাকে । একথা শোনার 
পর বাদশাহ অত্যন্ত লজ্জিত হন এবং বলেন, আমিই ভুলের মধ্যে ছিলাম 
- তীর গোটা কারবারই তো গায়েবী জগতের [৯ . 


সিয়াছুদ্দীন তুগলকের রাজভৃকাল এবং সরকারী বিতর্ক সভা 


কুত্ৰুদ্দীন মুবারক শাহর পর কয়েক মাস খসরূ খান অন্যায় ও 
যবরদপ্তিমূলকভাবে রাজত্ব করেন এবং ইসলামী প্রথা-পদ্ধতিকে হেয় করে 


. ১. নিজামে তালীম, পৃ. ২২০। 
২. খায়রুল মাজালিস, পৃ. ২০৩। 


ন্‌ 


৯০ "সংগ্ৰামী সাধকদের ইতিহাস: 


ইসলামেরই অবমাননা করেন! ৭২১ হিজরীতে গিয়াছুদ্দীন তুগলক (মালিক 
গাধী) খসরূ খানকে হত্যা করে তুগলক বংশের রাজত্বের ভিত্তি স্থাপন করেন! 
সুলতান গিয়াছুদ্দীন যদিও তেমন বিদ্যাবস্তার অধিকারী ছিলেন না, কিন্তু 
'আলিম-সউলামা ও. শরীয়তের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল ছিলেন। হযরত খাজা 
নিজামুদ্দীন আওলিয়া রে) সামা" শুনতেন ৷ একারণে দিল্লীর সাধারণ নাগরিকদের 


মধ্যে এর ব্যাপক প্রসার ঘটতে থাকে এবং জনগণের আহ্‌ এর পরত বৃদ্ধি 


পায়।১ শায়খযাদা হুস্সায়ুদ্দীন ফারজাম নামের এক ব্যক্তি দীর্ঘ দিন যাবত 
হযরত নিজামুদ্দীন (র)-এর সেহচ্ছায়ায় প্রতিপালিত হয়েছিল, তথাপি মুজাহাদার 
গভীর আগ্রহ-উদ্দীপনা এবং ইশ্‌কের অমূল্য নিয়ামত ও সম্পদ থেকে সে লাভবান 
হতে পারে নি। অধিকন্তু সাম্রাজ্যের উপ-শাসক কাধী জালালুদ্দীন আনুয়ালজীরও 
আহলে দর্দ ও ইশক মোরিফতপন্থী)টদের প্রতি এক ধরনের বিদিষ্ট মনোভাব 
ছিল। কাধী সাহেব এবং অন্যান্য “উলামায়ে কিরাম শায়খযাদা হুস্সামুদ্দীনকে 
নিজেদের মতের প্রতি উদ্বুদ্ধ করল এবং বাদশাহর দৃষ্টি আকর্ষণ করল এই বলে 
যে, খাজা নিজামুদ্দীন এ যুগের ইমাম । অথচ তিনি সামা শোনেন যা ইমাম 
আযম আবু হানীফার মাযহাব মতে হারাম। তারই কারণে হাযার হাযার আল্লাহ্র 
বান্দাহ্‌ এই অপ্রিয় ও নিষিদ্ধ কাজে লিপ্ত হচ্ছে। এ মাসয়ালা সম্পর্কে সুলতান 
ছিলেন পূরণ বেখবর। তীর আশ্চর্য লাগছিল এই ভেবে যে, এতবড় একজন 
ইমাম এরূপ শরীয়ত বিগর্হিত কর্মে লিপ্ত! লোকেরা সামা” হালাল হবার ফতওয়া 
এবং শরীয়তের কিতাবসমূহের বিভিন্ন রিওয়াত বাদশাহর সামনে পেশ করে। 
বাদশাহ বললেন যে, যেহেতু “উলামায়ে দীন সামার হারাম হবার সপক্ষে 
ফতওয়া দিয়েছেন এবং তীরা একে নিষেধ করে থাকেন, সেহেতু হযরত খাজা 
(র) এবং শহরের সমস্ত ‘উলামায়ে কিরাম ও নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে আহ্বান 
করা হোক; অতঃপর একটি জলসা অনুষ্ঠানের মাধ্যমে এ ব্যাপারে একটি 
ফয়সালা করা হোক প্রকৃত সত্য কোন্টি । মীর খোরদের ভাবায় শুনুন £ 
শাহী-প্রাসাদে হযরত খাজা রে)-কে আহ্বান জানানো হল। হযরত খাজা 
নিজামুদ্দীন (র) কাী মুহীউদ্দীন কাশানী এবং মাওলানা ফখরুন্দীন নামক 
দু'জন শীর্ষস্থানীয় ‘আলিম ও যুগশিক্ষক সমভিব্যাহারে শাহী প্রাসাদে 
তশরীফ আনেন। সর্বপ্রথম উপ-শাসক কাযী জালালুদ্দীন হযরত খাজা 
নিজামুদ্দীন আওলিয়া রে)-কে সম্বোধন করে ওয়ায-নসীহত শুরু করেন এবং 


১. সামা'র হাকীকত, উদ্দেশ্য ও লক্ষ্য এবং এর আদব ও আহকাম সম্পর্কিত বাহাছ চতুর্থ অধ্যায়ে “বাদ 
৬ বিভিন্ন অবস্থা” শীৰ্ষক শিরোণাম দেখুন। 


সুলতানুল মাশায়িখ হযরত নিজামুদ্দীন (র)-এর জীবনী ও কামালিয়াত ৯১ 


কিছু অশোভনমূলক উক্তি করেন। এমন কি এও বলেন যে, যদি এরপরও 
আপনি সামা'র হালাল হবার দাবি অব্যাহত রাখেন এবং তা শুনতে থাকেন 


তুমি আজ এই কথা বলছ, তা থেকে তুমি অপসারিত হবে। অতঃপর এর 
টিক বার দিন পর কামী স্বীয় পদ থেকে অপসারিত হয়ে দি্ী থেকে বিদায় 
নেন। সংক্ষেপে ঘটনা এই যে, উক্ত বিতর্ক মজলিসে সমস্ত উলামায়ে 


উপস্থিত ছিলেন। বাদশাহ এবং উপস্থিত সকলেরই হযরত খাজা ()-এর 
ওপরই দৃষ্টি নিবন্ধ ছিল এবং সকলেই তাকে ভক্তি ও শ্রদ্ধা জানাছ্ছিল! 
শায়খযাদা হুস্সাম তখন £ আপনার মজলিসে সামী হয়ে থাকে, 
লোকেরা নৃত্য করে এবং আহ্‌ উহ্‌ ধ্বনি উচ্চারণ করে থাকে! তিনি এ 
ধরনের অনেক কথা বললেন। হযরত খাজা নিজামুদদীন রর) তাকে লা 
করে বললেন £ টেচিও না, বেশি কথা বলার দরকার নেই। আগে বল যে 
সামার সংজ্ঞা কি? প্ত্যততরে শায়খযাদা হুস্সাম বললেন ৪ আমি জানি না। 
অবশ্য এতটুকু জানি যে, “উলামায়ে কিরাম সামা'কে হারাম বলে থাকেন। 
হযরত খাজা রে) বললেন ৪ লামা'র অর্থ যখন তোমার জানা নেই তখন 
তোমাকে আমার বলার কিছু নেই, আর বলাও উচিত নয় এতে শায়খযাদা, 


শুনছিলেন। যখনই কেউ জোরে কথা বলতে চেষ্টা করত তখনই তিনি 
বলতেন, টেটিও না। শোন, শায়খ রে) কি বলছেন। মজলিসে উপস্থিত 


এবং সেখানে এর হারাম ও হালাল হওয়া সম্পর্কে দলীল-প্রমাণও পেশ 


৯ 


সংগ্রামী সাধকদের ইতিহাস 


করেছি। আমার গভীর পর্যবেক্ষণের ফলাফল এই যে, যে হৃদয় দিয়ে শোনে 
তার.জন্য সামা“ হালাল, আর যে ব্যক্তি নফ্স.রেপু, প্রবৃত্তি) -এর সাহায্যে 
শোনে, তার জন্য এটা হারাম! এরপর বাদশাহ মাওলানা “আলামুদ্দীনকে 
জিজ্ঞেস করেন ৪ আপনি বাগদাদ, শাম (সিরিয়া), তুরস্ক প্রভৃতি শহরসহ 
প্রায় সর্বত্রই ভ্রমণ করেছেন। সেখানকার বুযর্ণ ও মাশারিখে কিরাম সামা" 
শোনেন কিনা? সেখানে কি কেউ কাউকে তা শুনতে মানা করেঃ মাওলানা 
আলাম়ুদ্দীন উত্তরে বললেন.যে, এঁ সমস্ত শহরে বুষর্গ ও মাশায়িখে কিরাম 
সামা শুনে থাকেন আর কেউ কেউ তা দফ এবং শাবানা সহকারে তা 
শুনেন, কেউ মানা করে না। আর সামা" তো মাশায়িখে কিরামের মধ্যে 
হযরত জুনায়েদ (র), হযরত শিবলী (র)-এর সময় থেকেই প্রচলিত হয়ে 
আসছে। বাদশাহ মাওলানা 'আলামুদ্দীনের মুখের এমত বর্ণনা শোনার পর 


নিশ্চুপ হয়ে যান এবং আর কিছুই বলেন নি! মাওলানা জালালুদ্দীন আরয ' 


করেন যে, বাদশাহ যেন সামা‘ হারাম হবার ফরমান জারি করেন এবং ইমাম 
আযম আৰু হানীফা রে)-এর মাযহাবের প্রতি আনুকূল্য প্রদর্শন করেন। 
এতে হযরত খাজা নিজামুদ্দীন রে) বাদশাহকে বললেন, আমি চাই যে, 
আপনি এ ব্যাপারে কোন ফরমান যেন জারি না করেন এবং এ ব্যাপারে 


কোনরূপ ফয়সালা পেশ করতে বিরত থাকেন! মাওলানা ফখরুদ্দীন (যিনি 


মজলিসে উপস্থিত ছিলেন)-এর বর্ণনা এই যে, চাশৃতের প্রথম ওয়াক্ত থেকে 
সূর্য পশ্চিমাকাশে চলে পড়া পর্যন্ত বাহাছ অব্যাহত থাকে । মজলিসে উপস্থিত 


কোন ব্যক্তিই এর হারাম হবার সপক্ষে দলীল পেশ করতে পারে নি। অপর 


আর একটি বর্ণনায় অবগত, হওয়া যায় যে, বাদশাহ ফয়সালা করেন, হযরত 
খাজা রে) সামা‘ শুনতে পারেন । কেউ এ থেকে তাকে নিষেধ করতে পারবে 
না। কিন্তু এ বর্ণনাটি পরিত্যক্ত। এ দিনগুলিতে কেউ হযরত খাজা (র) কে 
বলেন যে, এখন তো সামার সপক্ষে -বাদশাহ্র ফরমানই মিলে গেছে। যে 
সময় খে মুহুর্তে চাইবেন, সামা" শুনবেন। এটা তো এখন. হালাল হয়ে 
গেছে। হযরত খাজা (র) বললেন, যদি তা হারাম হয় তবে কারো বলায় তা 
হালাল হতে পারে না! আর যদি হালাল হয় তবে কারো বলায় তা হারাম 
হতে পারে না। মজলিস সমাপ্তির পর বাদশাহ হযরত খাজা রে) কে অত্যন্ত 
তাযীম ও তাকরীষের সঙ্গে বিদায় দেন।১ - 


১ সিয়ারুল আওলিয়া থেকে সংক্ষেপিত, পৃ. ৫২৭:৩২ ৷ 


সুলতানুল মাশারিখ হযরত নিজায়ুদ্দীন রে)-এর জীবনী ও কামালিয়াত ৯৩ 
হযরত খাজা (র)-এর ঘবানীতে বিতর্ক সভার অবস্থা | 
কাধী বিয়াউদ্দীন বারনী স্বীয় গ্রন্থ “হাসরতনামায়' লিখেন যে, হযরত খাজা 
রে) উক্ত মজলিস থেকে বিদায় নিয়ে ঘরে তশরীফ আনেন এবং যোহরের 
ওয়াক্তে মাওলানা সুহীউদ্দীন কাশানী.এবং আমীর খসরূকে ডেকে পাঠান। তিনি 
ইরশাদ করেন যে, দিল্লীর আলিমদের অন্তর হিংসা ও দুশমনিতে ভরা । তাঁরা 
প্রশস্ত ও উনুক্ত ময়দান পেয়েছে এবং শক্রুতামূলক বহু কথাবার্তা বলেছে। সব 
চেয়ে এটাই আশ্চর্যের ব্যাপার দেখলাম যে, সহীহ্‌ হাদীছ শোনাটা পর্যন্ত এরা 
মেনে নিতে পারছে না। এর জবাবে তারা এটাই বলে যে, আমাদের শহরে 
হাদীসের তুলনায় ফিকহ্‌ই অগ্রাধিকার পেয়ে থাকে! এ কথা শুধু সেই বলতে 
পারে যার হাদীসে নববী (সা)-এর ওপর আদৌ কোন ভক্তি-শরদ্ধা নেই। আমি 
যখনই কোন সহীহ হাদীছ পড়তে থাকি, তখনই তারা নারায হয়ে থাকে যে, এ 
হাদীস দ্বারা ইমাম শাফি'ঈ দলীল দিয়ে থাকেন এবং তিনি আমাদের আলিষদের 
দুশমন বিধায় আমরা তা শুনব না। জানি না এদের আদৌ কোন “আকীদা আছে 
কিনা । এরা শাসকের (উলুল আম্র) সামনে এরূপ যবরদস্তিমূলকভাবে কাজ- 
কারবার করে এবং সহীহ হাদীছ পাঠকে থামিয়ে দেয়। এমন ‘আলিম আমি 
. দেখিও নি আর এ ধরনের আলিমের কথা গুনিওনি যে, তার সামনে সহীহ হাদীছ 
পাঠ করা হয় অথচ সে বলে যে, আমি শুনব না। আমি বুঝতে পারি না যে, 
আসলে রহস্যটা কি। আর যে শহরে এরূপ ধৃষ্টতা ও যবরদত্তি দেখানো হয়, সে 
শহর কি-করে টিকে থাকতে পারে? এর প্রতিটি দালান-কোঠার ইট-কাঠ 
ুর্ণ-বিদর্ণ হয়ে গেলেও তা মোটেই তাজ্জবের ব্যাপার হবে না। এরপর বাদশাহ, 
আমীর-উমারা এবং সাধারণ জনগণ শহরের কাধী ও আলিমদের থেকে এটা 
শুনবে যে, এই শহরে হাদীসের ওপর ‘আমল করা. হয় না। ভা'হলে হাদীছে 
নববী (স)-এর ওপর ভক্তি-্রদ্ধা কী করে থাকবে? আসার ভয় হয় যে,না 
জানি. আলিমদের এ ধরনের অশ্রদ্ধা ও বেয়াদবীর কারণে আসমান থেকে কোন 


বালা-সুসীবত, দুর্ভিক্ষ ও মহামারী অবতীর্ণ হয়।৯ 

দিল্লীর ধ্বংস. . ্ 

__ "এই ঘটনার ঠিক ষ্ঠ বছরে. হযরত খাজা নিজায়ুদ্দীন' আওলিয়া (র)-এর 
ওফাতের পর সুলতান গিয়াছুদীন তুগলকের পুত্র ও উত্তরাধিকারী মুহাম্মদ তুগলক 
দিল্লী খালি করার এবং দেবগীরে (দৌলতাবাদ) রাজধানী স্থানান্তরের ফরমান 


co 
১, সিয়ারুল আওলিয়া, পৃ. ৫৭২। 


৯৪ সংগ্রামী সাধকদের ইতিহাস 


জারি করেন এবং এ ব্যাপারে এরূপ জিদ ও ক্ষিপ্ততার আশ্রয় নেন যে, বাস্তবে 
শহরের প্রতিটি ইট ঝনঝনিয়ে উঠে এবং দিল্লীর মত কোলাহলমুখর একটি শহর 
ঘনবসতির কারণে যেখানে লোকের থাকার জায়গা পাওয়া যেত না- এমনভাবে 
জনশূন্য হয়ে পড়ে যে, বন্য পণ ও হিংস্র প্রাণী ব্যতিরেকে.কোন জীবিত প্রাণীর 
চেহারা পর্যন্ত সেখানে দৃষ্টিগোচর হত লা। 
. মুহাম্মদ কাসিম তারীখে ফিরিশতায়.লিখেন যে, সরকারী কর্মকর্তারা একটি 
লোককেও দিল্লীর আলো-বাতাসে তিষ্ঠাতে দেয়নি; সরাইকে জড়ে-মূলে 
দৌলতাবাদ (দেবগীর) পাঠিয়ে দেয়। ফলে দিল্লী এমনভাবে বিরান ও জনশূন্য 
“ইয়ে পড়ে যে, একমাত্র শকুন, শিয়াল ও বন্য জন্তু ছাড়া আর কোন জীবজস্তু 
কিংবা জনগ্রাণীর সাড়া-শব্দও সেখানে পাওয়া যেত না।১ : 
যে সমস্ত আলিম উক্ত মসজিদে উপস্থিত ছিলেন, তীরা ছাড়া অন্যান্যরাও 
তাদের বদৌলতে দৌলতাবাদে নির্বাসিত হয়। দৌলতাবাদ পৌছায় পর 
সেখানকার দুর্ভিক্ষ ও মহামারীর মুকাবিলা তাদের করতে হয়! হাযার হাযার 
নৱ-নারী তো রাস্তাতেই মারা যায়। হাযার হাযার লোক সেখানে পৌছামাত্র 
দুর্ভিক্ষ ও মহামারীর শিকারে পরিণত হয়। আর এভাবে হযরত খাজা (র)-এর 
ভবিষ্যদ্বাণী অক্ষরে অক্ষরে সত্যে পরিণত হয়। 
সময়ের ব্যবস্থাপনা 
আমীর খোরদ হযরত খাজা (র)-এর সময়ের ব্যবস্থাপনা সম্পর্কে লিখেছেনঃ 
প্রতিদিন ইফতারের পর (যা আহলে জামা'আতের সাথেই হত) তিনি স্বীয় 
বালাখানার বিশ্রামস্থলে তশরীফ নিতেন। বন্ধু-বান্ধব ও সেবকবৃন্দকে যারা 
সাধারণত শহরের বিভিন্ন প্রান্ত থেকে আসত-মাগরিব ও ‘ইশার মধ্যবর্তী 
সময়ে প্রাসাদের ওপরেই ডেকে পাঠানো হ’ত। প্রায় এক ঘণ্টাকাল সময়: * 
তাদের পারস্পরিক সহাবস্থান, সান্ধ্য ও সন্দর্শনের সৌভাগ্য লাভ ঘটত। " 
বিভিন্ন রকমের শুকনো ও ভাজা ফল-সূলাদি, সুস্বাদু ও রুটিকর খাবার এবং 
নানা প্রকার পানীয় দ্রব্যাদি হাযির করা হস্ত। মজলিসে উপস্থিত ব্যক্তিবর্গ 
এসব গ্রহণ করত। তিনি প্রত্যেকের মনসুষ্টির চেষ্টা করতেন এবং প্রত্যেকের | 
শুভাগত অবস্থাদি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতেন ২ 


১. তারীখে ফিরিশতা, 5ম খন্ড, পৃ. ২৪৩ । 
২. সিয়ারুল আওলিয়া, পৃ. ১২৫। 


সুলতানুল মাশায়িখ হযরত নিজামুদ্দীন রে)-এর জীবনী ও কামালিয়াত ৯৫ 
আমীর খসরুর বৈশিষ্ট্য 
হযরত খাজা নিজামুদ্দীন আওলিয়া রে) 'ইশার সালাত আদায়ের জন্য 
অতঃপর নীচে অবতরণ করতেন জামা'আতের সাথে সালাত আদায়ের পর 
পুনরায় প্রাসাদে তশরীফ রাখতেন । কিছুক্ষণ ব্যস্ত থাকতেন, অতঃপর আরাম ও 
বিশ্রাম সুখ ভোগ করবার জন্য চারপারীর ওপর শরীর এলিয়ে দিতেন! সে সময় 
খাদিম তসবীহ্‌ এনে হযরত খাজা (র)-এর হাতে উঠিয়ে দিত। এই সময়ে 
একমাত্র আমীর খসর ব্যতীত অন্য কেউ তীর সান্নিধ্যে আসতে সাহস পেত না? 
তিনি হযরত খাজা (র)-এর সামনে বসে নানা ধরনের, কাহিনী ও বিভিন্ন প্রসঙ্গ 
নিয়ে আলাপ-আলোচনা করতেন। তিনি খোশমেযাজে থাকা অবস্থায় মাথা নেড়ে 
দিতেন। সময়ে অসময়ে জিজ্ঞেস করতেন যে, তুর্ক! কি খবর? আমীর খসরূ 
এতটুকু শোনামাত্রই দীর্ঘ আলাপ-আলোচনার মওকা বের করে নিতেন। তিনি 
একটু সূত্রের উল্লেখ করতেই আমীর খসরূ গোটা ফিরিস্তি পেশ করে দিতেন। 


রাত্রের প্রস্তুতি : 

যখন আমীর খসর এবং সাহেবযাদাগণ অনুমতি নেবার পর বিদায় হতেন 
তখন খাদিম ইকবাল এসে পানিভর্তি কয়েকটি পাত্র ওযুর জন্য রেখে দিয়ে 
বাইরে চলে যেত। এরপর হযরত খাজা (র) স্বয়ং উঠতেন এবং দরজায় শেকল 
লাগিয়ে দিতেন। তারপর সেখানকার খবর একমাত্র আল্লাহ্‌ পাক ছাড়া আর কেউ 
জানত না। আল্লাহ্‌ জানেন যে, সারারাত ধরে একান্তে ও নিভৃতে কি সব গোপন 
আলাপ হত এবং স্বীয় মহান প্রতু-প্রতিপালকের সাথে কি গভীর আকুতি ও 
অনুরাগের কথা হত। 
সাহ্রী 

সাহ্রীর ওয়াক্ত হলে খাদিম এসে হাযির হত এবং বাইরে থেকে দরজায় নক্‌ 
(দন্তক) করত। হযরত খাজা রে) দরজা খুলে দিতেন। সাহ্রী-যার ভিতর 
বিভিন্ন রকমারী খাদ্যদ্রব্য থাকৃত-সামনে রাখা হত। তিনি এ থেকে খুব অল্প 


a; 

চু হযরত খাঁজা নিজাযুদ্দীন (র)-এর সঙ্গে আমীর খসরূর যে গভীর আন্তরিক ঘনিষ্ঠতা ও হদ্যভাপূর্ণ 
সম্পর্ক বিদ্যমান ছিল ভা তীর জীবন-চরিত ও দীওয়ান পাঠে অবগত হওয়া যায়। ফুলের সাথে 
বুলবুলের যেঁ সম্পর্ক এবং আগুনের সাথে পতনের যে সম্পর্ক সৃষ্টি হয়ে থাকে, ঠিক তেমনি সম্পর্ক 
ছিল আমীর খসরুর স্বীয় মুরশিদ হযরত খাজা (র)-এর সঙ্গে। হযরত খাজা (র)-এরও এই সত্যিকার 
ও খাঁটি ‘আশিকের সাথে এতখানি হৃদ্যভাপূর্ণ সম্পর্ক ছিল যে, তিনি বলতেন এ ১২ 411 ৬০ 
(93 অর্থাৎ কখনো কোন মুহুর্তে উদাস, নিঃসঙ্গ ও বিরক্তি বোধ করি, কিন্তু এমডাবস্থায়ও তোমার 
সাথে তা হয় না। আরও একবার তিনি বলেছিলেন £ কখনও কখনও নিজেকেও নিজের কাছে 
বিরক্তিকর ও অসহ্য লাখে, কিন্তু তোমার ক্ষেত্রে তা মনে হয় না।” সিয়ারুল আওলিয়া, পৃ- ৩০২। 


৯৬ সংগ্রামী সাধকদের ইতিহাস 


পরিমাণেই গ্রহণ করতেন। অবশিষ্ট অংশটুকুর জন্য বলতেন যে, এগুলি বাচ্চাদের 
জন্য হিফাযতে রেখে দাও। খাজা ‘আবদুর রহীম যিনি সাহ্রী নিয়ে যাবার 
দায়িত্বে ছিলেন, বলেন ৪ অধিকাংশ সময়ই এমন হত .যে, তিনি সাহ্রী গ্রহণ 
করতেন না। আমি আরয করতাম ৪ হযরত! এমনিতেই ইফতারীর  মুহুর্তেও 
আপনি খুব কমই খান! যদি সাহ্রীও কিছু গ্রহণ না করেন তবে শারীরিক 
দুর্বলতা অত্যন্ত বেড়ে যাবে। একথা শোনামাত্রই তিনি কাঁদতে থাকতেন এবং 
বলতেন £ “কত গরীব ও অসহায় মানুষ মসজিদের কোণায় ও চতুরে ক্ষুধার্ত 
অবস্থায় পড়ে আছে, অনাহারে তারা রাত কাটিয়ে দেয়। এমতাবস্থায় এ খানা 
আমি কিভাবে গলাধঃকরণ করতে পারি!” অধিকাংশ সময় তাই দেখা গেছে যে, 
সাহ্রীর সময় যা এনেছি তাই আবার ফিরিয়ে নিয়ে গেছি। 


ভোর বেলায় 

দিনের বেলার যারই দৃষ্টি তীর চেহারা মুবারকের ওপর পড়ত, সে-ই দেখতে 
পেত প্রস্ফুটিত ফুলের পাপড়িসদূশ একটি চেহারা আর চোখ সারা রাত বিনিদ্ 
যাপনের কারণে লাল। এরূপ কঠোর মুজাহাদার কারণেও তার ভিতর কখনো 
দুর্বলতা পরিলক্ষিত হ'ত না কিংবা তীর স্বাভাবিক আচার-আচরণে কোনরূপ 
পরিবর্তনও পরিলক্ষিত হত না। কেউ বলতেও পারত না যে, তিনি চার শ' অথবা 
পাঁচশ" রাকাত সালাত আদায় করতেন কিংবা তিনি এই পরিমাণ তসবীহ পাঠে 
অভ্যস্ত তীর জীবন ও যিন্দেগী এভাবে কাটত যে সম্পর্কে একমাত্র আল্লাহ্‌ পাক 
ছাড়া আর কেউ অবহিত ছিল না। | 


দিনের বেলায় 

প্রত্যহ দিনের রেলা তিনি স্বীয় মাশায়িখের মুসাল্লার (জায়নামায) ওপর 
কিবলামুখী হয়ে গভীর আত্মনিমগ্রতার ভেতর অতিবাহিত করতেন: যেন তিনি 
আল্লাহকে দেখছেন। সাক্ষাতপ্রার্থীদের ভিতর “বিভিন্ন শ্রেণীর লোকই থাকত। 
উলামায়ে কিরাম, মাশায়িখ, শ্রদ্ধেয় ও নেতৃস্থানীয় ব্যক্তি, ইতর-ভু, প্রত্যেকের 
বিদ্যা-বুদ্ধি ও মর্যাদা মুতাবিক যার যে বিষয়, সেই বিষয়েই তিনি তার সাথে কথা 
বলতেন এবং তার সন্তুষ্টি সাধন করতেন। বাহ্যত তিনি তাকে নিয়ে ব্যস্ত 
থাকতেন বটে, ভিজ হা দয় জত বর 
প্রেমাম্পদকে নিয়ে ।৯ 


১.সিয়ারুল আওলিয়া, পৃ. ১২৫ ও ১২৯1 


সুলতানুল মাশায়িখ হযরত নিজামুদ্দীন রে)-এর জীবনী ও কামালিয়াত ৯৭ 
মনস্তুষ্টি সাধন ও প্রশিক্ষণ , 
যোহ্রের ওয়াক্ত হত। সালাত আদায়ের পর যে সমস্ত আত্মীয়-বান্ধব 
কদমবুপির জন্য আদত, তাদেরকে আহ্বান করা হত এবং তাদের মনস্তৃষ্টি 
সাধনের কথাবার্তায় তিনি কিছু সময় অতিবাহিত করতেন! “ইবাদত-বন্দেগী, 
সলুক ও আল্লাহ্‌র মুহববত -সম্পর্কে তাদের প্রয়োজনীয় হিদায়াত করতেন। 
যবরদস্ত ‘আলিম ও বুযর্গ ব্যক্তিরও (যারা সে মজলিসে উপস্থিত থাকতেন) সাহস 
হত না যে, মাথা উচিয়ে তাঁর চেহারা যুবারকের প্রতি লক্ষ্য করে! এটাই ছিল 
আন্রাহ্‌-প্রদত্ত তার বিরাট ব্যক্তিত্ব ও মর্যাদার প্রকাশ ৷ 


ওফাত নিকটবর্তী হলে 

বয়স আশি বছর অতিক্রান্ত হতেই তাঁর মধ্যে পরলোক যাত্রার সমূহ লক্ষণ 
প্রকাশ পেতে থাকে। একদিন তিনি বললেন, আমি স্বপ্নে রাসূলে মকরুল সো)-কে 
দেখলাম । হুযুর (স) বললেন, “নিজাম! তোমার সান্নিধ্য আমি গভীরভাবে কামনা 
করছি।”৯ .. 
অর্যাদাশীল খলীফাদের এজাযতনামা প্রদান মুহব্রত ও পারস্পরিক ভ্রাতৃত্বের 
“উপদেশ দান | 
এবং এযাজতনামা লিখে দেন। মাওলানা ফখরুনদ্দীন যরাবী মযমূন তৈরী করেন 
এবং সায়্যিদ হুসায়ন কিরমানী তা লিপিবদ্ধ করেন! হযরত খাজা নিজামুদ্দীন 
আওলিয়া (র) এর ওপর দস্তখত করেন। দস্তখতের ভাষা ছিল নিম্নরূপ ৪ 

০০০৯] Sl te ০৪ os ১৪৪৭1 ০১ 

“দীনাতিদীন মুহাম্মদ ইবনে আহমদ ইবনে ‘আলী আল-বাদায়ুনী 
আল-বুখারীর পক্ষ থেকে ।' এই এজাযতনামার ওপর ৭২৪ হিজরীর ২০ শে 
যিলহজ্জ তারিখের উল্লেখ ছিল এ থেকে জানা যায় যে, এটা ওফাতের তিন মাস 
সাতাশ দিন পূর্বে লেখা হয়েছিল।২ 

যে সমস্ত বুযর্ণের জন্য এসব এজাযতনামা প্রস্তুত করা হয়েছিল তা তাঁদের 
“নিকট পাঠিয়ে দেওয়া হয়। আর যে সমস্ত বুযর্ণ সেখানে উপস্থিত ছিলেন ভীদের 
"হাতে তা প্রদান করা হয়। প্রথমে শায়খ কুত্রুদ্দীন মুনাওয়ারকে আহ্বান 


ড. সিয়ারুল আওলিয়া, পৃ. ১৪১ ৷ 
২. হযরত খাজা (র)-এর ওফাত হয় ৭২৫ হিজরীর ১৮ই রবিউছ-ছানী মাসে । 


সংখামী সাধক (৩য় খণ্ড)-৭ 


৯৮ সংগ্রামী সাধকদের ইতিহাস 


করা হয়। সুলতানুল মাশায়িখ রে) তাকে খিলাফতনামা প্রদান করেন। ইরশাদ 
হল, যাও! এর শুকরিয়া স্বরূপ দু'রাকাত শোকরানা সালাত আদায় কর। 
বন্ধু-বান্ধব তাকে মুবারকবাদ জানান! এ সময়েই শায়খ নাসিরুদ্দীন মাহমুদ 
চেরাগে দিল্লীকে তিনি স্মরণ করেন । তাকেও.খিরকা, খিলাফত ও এজাযতনামা 
প্রদান করেন এবং ওসীয়ত করেন। শায়খ নাসিরুদ্দীন মাহমুদ চেরাণে দিল্লী 
কেবলই দীড়িয়েছেন এমন সময় শায়খ কুতবুদ্দীন মুনাওয়ারকে পুনরায় ডাকা 
হয়। তিনি এলে হযরত খাজা রে) ইরশাদ করেন, শায়খ নাসিরুদ্দীন মাহমুদের 
খিলাফত প্রাপ্তিতে তাকে মুবারকবাদ জানাও ৷ অনুরূপ আদেশ শায়খ নাসিরুদ্দীন 
মাহমুদের প্রতিও করা হয়! অতঃপর উভয়েই উভয়ের খিলাফত প্রাপ্তিতে 
পরস্পরকে যুবারকবাদ জানান. এবং একে অপরে কোলাকুলি করার আদেশ প্রাপ্ত 
হন৷ হযরত খাজা নিজামুদ্দীন আওলিয়া (র) অতঃপর বললেন £ তোমরা উভয়ে 
পরস্পরের ভাই। কে আগে খিলাফত পেলে আর কে পরে গেলে, এ নিয়ে মনে 
কিছু করবে না?১ 


ওফাতের অবস্থা 
ওফাতের ৪০ দিন পূর্বে ইস্তিপরাক ও আশ্চর্যজনক এক অবস্থার সৃষ্টি হয়। 

আমীর খোরদ ওফাতের অবস্থা বিস্তারিতভাবে লিখেছেন। তীর বর্ণনা নিম্নরূপ ৪ 
সেদিন ছিল শুক্রবার । জুম'আর দিন। সুলতানুল মাশায়িখ (র)-এর ওপর 
এক অত্যান্চর্থ অবস্থা বিরাজ করছিল। নূরে তাজান্রী দ্বারা তার অভ্যন্তরীণ 
ভাগ উজ্জ্বল ও.আলোকিত মনে হচ্ছিল। সালাতের ভিতর বারবার সিজদা 
দিচ্ছিলেন । এরূপ অদ্ভুত আশ্চর্যজনক অবস্থার ভিতর দিয়ে তিনি ঘরে . 
তশরীফ নেন। কান্নার বেগ বাড়তে থাকে । প্রত্যহ বার কয়েক বেহুঁশ ও 
ইস্তিগরাকের হালতে পৌছে যান। আবার তিনি প্রকৃতিস্থ হন। বলতে 
থাকেন যে, আজ জুম‘আর দিন; দোস্ত তার দোস্তের ওয়াদার কথা স্মরণে 
আনছে। এরপরই তিনি আপন ভুবনে ডুবে যাচ্ছিলেন। এমতাবস্থায়ও তিনি 
জিজ্ঞাসা করছিলেন-“সালাতের ওয়াক্ত কি হয়ে গেছে? আমি কি সালাত 
আদায় করেছি?’ যদি জওয়াব দেওয়া হ'ত যে, আপনি সালাত আদায় 
করেছেন, তখন বলতেন £ আবারও পড়ে নিই। এভাবেই প্রতিটি ওয়াক্তের 
সালাতই তিনি দু'বার পড়তেন। যতদিন তিনি এরূপ অবস্থায় ছিলেন 
ততদিন এই দুটি কথারই পুনরাবৃত্তি করতেন, “আজ জুম'আর দিন*-“আমি 
কি সালাত আদায় করেছি?” 


১. সিয়ারুল আওলিয়া, পৃ. ২২০-২১ ও ৪৮-৪৯। 


সুলতানুল মাশারিখ হযরত নিজাযুদ্রীন রে)-এর জীবনী ও কামালিয়াত ৯৯ 
এ সময়েই একদিন তিনি সমস্ত খাদিম ,ও মুরীদ, যারা তখন উপস্থিত 
ছিলেন, সবাইকে ডেকে পাঠান এবং তাদেরকে লক্ষ্য করে বলেন £ “তোমরা 
সাক্ষী থাক যে, যদি ইকবাল (খাদেম) ঘরের আসবাব-পত্রাদির ভেতর 
থেকে কোন একটি জিনিসও অতিরিক্ত সঞ্চয় করে থাকে তবে আগামীকাল . 
কিয়ামতের দিন আল্লাহ্র দরবারে তাকে এজন্য অবশ্যই জবাবদিহি হতে 
হবে। খাদেম ইকবাল আরয করল যে, আমি কোন কিছুই সঞ্চয়ের জন্য 
মওজুদ করি নাই, ঘরেও রাখি নাই, বরং সব কিছুই সদকা করে দিয়েছি। 
প্রকৃতই উক্ত নওজোয়ান এরূপই করেছিল। কয়েকদিনের প্রয়োজনোপযোগী 
সামান্য কিছু খাদ্যশস্য খানকাহ্র ফকীর ও দীন-দরিদ্রের জন্য রেখে 
বাদবাকী সব কিছুই বন্টন করে দিয়েছিল। আমার চাচা সায়্যিদ হুসায়ন 
আমাকে অবহিত করেন যে, খাদ্যশস্য ছাড়া আর সব কিছুই অভাবী ও 
প্রার্থীদের মধ্যে পৌছে গেছে। এ তথ্য অবগত হয়ে সুলতানুল মাশায়িখ 
হযরত খাজা নিজামুদ্দীন আওলিয়া (র) স্বীয় খাদেম ইকবালের উপর নারাষ 
হন। তাকে ডাকা হয় এবং তাকে তিনি বলেন যে, এই নাপাক ধুলিকণাকে 
কেন রেখেছ? ইকবাল আরয করল যে, খাদ্যশস্য ছাড়া অন্য আর যা কিছু 
ছিল সব কিছুই বন্টিত হয়ে গেছে। তিনি বললেন ৪ যেখানে যে আছে 
তাদের সবাইকে ডাক । লোকজন উপস্থিত হলে তিনি বললেন £ খাদ্যশস্যের 
ভাণ্ডার ভেঙে দাও এবং সমস্ত খাদ্যশস্য নির্বিঘ্নে উঠিয়ে নিয়ে যাও। এরপর 
. ঝাঁড়ু দিয়ে জায়গাটা পরিফার করে ফেল । কিছুক্ষণের মধ্যেই লোকজন 
সমবেত হয় এবং খাদ্যশস্য দেখতে না দেখতে নিঃশেষে উঠিয়ে নিয়ে যায়। 
রোগাক্রান্ত থাকাকালীন কতিপয় বন্ধু-বান্ধুৰ ও খিদমতগা'র এসে হাযির হয় 
এবং তারা জিজ্ঞেস করে যে, গরীবদের বর্তমান আশ্রয়স্থলের অবর্তমানে 
আমাদের ন্যায় হতভাগা মিসকীনদের অবস্থা কি হবে? তিনি বললেন, 
“এখানে এত পরিমাণ- পাবে' যাঁ দিয়ে তোমাদের গ্রাসাচ্ছাদন -বেশ 
ভালভাবেই চলে যাবে।” আমি কতক বিশ্বস্ত বুযর্গের মুখ থেকে শুনেছি যে, 
লোকেরা আরয জানায়, আমাদের মধ্যে ভাগ্যবান ব্যক্তিটি কে হবেন £১ 
তিনি বলেছিলেন,-“যার ভাগ্য তাকে মদদ করবে।' কতক দোস্ত ও খাদেম 
আমার নানা মাওলানা শামসুদ্দীন ওয়ামেগানীর নিকট আরষ জানায় যেন 


১. সম্ভবত ভাবী আধ্যাত্মিক উত্তরাধিকারী ও খলীফা সম্পর্কেই এ প্রশ্ন ছিল। 


১০০ | সংগ্রামী সাধকদের ইতিহাস - 

তিনি সুলতানুল 'মাশায়িখকে জিজ্ঞেস করেন যে, সকলেই আপন আপন 
‘আকীদা অনুযায়ী নিজ আয়া্তাধীন এলাকার মধ্যে বড় বড় ইমারত বানিয়ে 
ফেলেছে এবং সবারই নিয়ত এই যে, আপনি তার ইমারতে আরাম করবেন 
(অর্থাৎ উক্ত ইমারত আপনার দাফনগাহ হবে)।. যদি উক্ত অনিবার্য অবস্থা 
এসে যায় তবে কোন্‌ ইমারতে আপনাকে দাফন করা হবে? মাওলানা 
শামসুদ্দীন এই পয়গাম হযরত খাজা নিজামুদ্দীন আওলিয়া (র)-এর 
খিদমতে পৌঁছালে তিনি বলেন $ আমি কোন ইমারতের নিচেই দাফন হতে 
চাই না । জঙ্গলের নিরিবিলিতেই আমি মাটির খোরাকে পরিণত হতে চাই। 
অতঃপর এমনটিই হয়েছিল তীকে ময়দানের বাইরে দাফন করা হয়। 
পরবর্তীতে. সুলতান মুহাম্মদ তুশলক তীর কবরের ওপর গুন্বজ নির্মাণ 
করেন। ' 


| ওফাতের ৪০ দিন পূর্ব থেকেই তিনি খাদ্য গ্রহণ একেবারেই ছেড়ে দিয়ে 

ছিলেন। এমন কি খাদ্যের দ্রাণ পাওয়াকেও তিনি সহ্য করতেন না। 
কান্নার বেগ এত বেশী ছিল যে, ক্ষণিকের তরেও অশ্রু বিসর্জনে বিরতি ছিল 
না।.. 


চেষ্টা করল যেন তিনি এ থেকে কিছু অন্তত গ্রহণ করেন। সুলতানুল 
মাশায়িখ জিজ্ঞেস করেন, “এটা কি?” বলা হ'ল যে, এটা মাছের অল্প কিছু 
শুরুম্মা। এরুথা শোনার পর তিনি বললেন, ‘প্রবাহিত পানিতে এটা নিক্ষেপ 
রুর' ৷ এ থেকে এতটুকু পরিমাণও তিনি গ্রহণ করলেন না । আমার চাচা 
সায়্যিদ হুসায়ন আরঘ করলেন.ঃ আজ কয়েক দিন অতিবাহিত হতে চলল, 
হুযুর খানাপিনা একদম ছেড়ে দিয়েছেন! শেষ অবধি এর ফলাফল কি 
দীড়াবেঃ তিনি বললেন, ‘সায়্যিদ। যে হুযুর আকরাম (স)-এর মুলাকাতের 
গভীর আগ্রহী, তার পক্ষে দুনিয়ায় পুনরায় খাবার গ্রহণ আদৌ কি সম্ভব?’ 
মোট কথা চল্লিশ দিন পর্যন্ত এভাবেই তিনি খানাপিনা থেকে বিরত থাকেন। 
এক দানাও তিনি গ্রহণ করেন নি। এরপর তিনি কথাও খুব কম বলেছেন। 
ওফাতের দিন বুধবার পর্যন্ত এরূপ অবস্থায়ই কাটে। 


১৮ ই রবিউছ-ছানী ৭২৫ হিজরী বেলা উঠার পর যুহ্দ ও ইবাদত, হাকীকত 
ও মা'রিফত এবং হিদায়াত ও সত্যের উদ্্ল আলোকবর্তিকা অন্তমিত হয়ে 
য়ায়! 


সুলতানুল মাশায়িখ হযরত নিজীমুদীন রে)-এর জীবনী ও কামালিয়াত, ১০১ 
" জানাযা পড়ান শায়খুল ইসলাম বাহাউদ্দীন যাকারিয়া মুলতানীর দৌহিত্র 
শায়খুল ইসলাম রুকনুদ্দীন। জানাযার পর শায়খুল ইসলাম রুকনুদ্দীন বলেন 8 
এখন আমি জানতে পারলাম যে, আমাকে চার বছর পর্যন্ত দিল্লীতে এজন্যই 
-, রাখা হয়েছিল যেন আমি এই জানাযার ইমামতি দ্বারা সৌভাগ্য হাসিল. 
করি।১ 
সারাটা জীবন একাকীত্ব মধ্যে কেটেছিল বিধায় ভার কোন সন্তান-সন্ততি 
ছিল না। রূহানী সিলসিলা ছিল সারা হিন্দস্তানে পরিব্যাপ্ত এবং এখনও তা 
অব্যাহত আছে। | 


১.সিয়ারুল আওলিয়া, পৃ. ১৫২-৫৪। - 


: তৃতীয় অধ্যায় 
চরিত্র ও গুণাবলী 
সামগ্রিক গুণাবলী . 
হযরত খাজা নিজামুদ্দীান আওলিয়া (র)-এর গুণারলী ও বৈশিষ্ট্যের সংক্ষিপ্ত, 
সামন্রিক ও সঠিকতম পরিচিতি সেই শব্দসমষ্টির ভিতর নিহিত য খিলাফত 
প্রদানের মুহুর্তে তার বহুদ্শী শায়খ ও মুরশিদ (শায়খুল কবীর হযরত খাজা 
ফরীদুদ্দীন গঞ্জে শকর রহমাতুল্লাহি ‘আলায়হি)-এর পবিত্র যবান থেকে উচ্চারিত 
হয়েছিল । তিনি বলেছিলেন ৪ 
৪৮৭ OAL ১৯৩ Sw gla ৪৩ ey 151১5 Al 0 
এক SASS Ells 5589৩ 3194০ Bog 
আল্লাহ্‌ তা'আলা তোমাকে ইল্ম ও আকল এবং ইশকের ন্যায় মূল্যবান 
সম্পদ দান করেছেন। আর এ সমস্ত গুণের যিনি আঁধার হবেন তিনি 
মাশায়িখে কিরামের তরফ থেকে খিলাফতের অর্পিত যিম্মাদারী অতি 
উত্তমভাবে পালনে সক্ষম । 
_. হযরত খাজা রে)-এর জীবন ও চরিত্র উপরিউক্ত গুণাবলীর সামগ্রিকতা দ্বারা 
সুসজ্জিত ৷ তার চরিত্রে ইল্ম, ‘আকল ও “ইশ্ক_এই তিনটি দিকই পরিদৃষ্ট 
হয়। মুহ্ববন্ত, প্রকৃত মা“রিফাত এবং শ্রেষ্ঠ বুষর্গণণের তরবিয়ত (প্রশিক্ষণ ) ও 
সোহবত (সাহচর্য) যা উৎকৃষ্টতম প্রভাব-প্রতিক্রিয়া ও সুফল দান করতে পারে 
এবং যার উৎকৃষ্টতম সমষ্টির নাম শেষ যুগে তাসাওউফের উপর গিয়ে পড়েছে, 
অর্থাৎ ইখলাস ও আখলাক (বিশুদ্ধচিত্ততা ও চরিব্র-ব্যবহার)-এর উৎকৃষ্টতম 
ইখলাস | | 
হযরত খাজা নিজামুদ্দীন আওলিয়া (র)-এর জীবনে মহামূল্যবান সম্পদ যা 
তীকে সমসাময়িকদের ওপর শুধু নয়, বরং ইসলামের মনীবীবৃন্দের মধ্যেও একটি: 
সমুন্নত মর্যাদা, শুধু স্বীয় যমানারই নয়, বরং ইসলামী ইতিহাসের বিভিন্ন যুগেও, 


চরিত্র ও গুণাবলী ১০৩ 


সাধারণ স্বীকৃতি ও চিরন্তন স্থায়িতু লাভ করেছে এবং তাকে জনপ্রিয়তার বিশিষ্ট 
. পুরষ্কার দ্বারা পুরস্কৃত করেছে, তা তাওহীদ ও ইখলাসের সেই বিশিষ্ট অবস্থা ও 
স্বাদ যার মধ্যে মুহববত (এশী-প্রেম) ও রিযায়ে ইলাহী আল্লাহ্র, সন্তুষ্টি) ব্যতীত 
অন্য কোন বস্ুই আর কাম্য ও লক্ষ্য. থাকে না। মুহববত ও ইয়াকীনের প্রেমান্মি 
সকল প্রকারের কণ্টকময় প্রতিবন্ধকতাকে জ্বালিয়ে দিয়েছিল দুনিয়া-গ্রীতি, 
জৌলুসত্রীতি এবং এ ধরনের সকল প্রেমের কামনা-বাসনার মূল উৎপাটিত হয়ে 
গিয়েছিল। - | | 
আমীর হাসান আলী সিজযী বর্ণনা করেন $ একবার মজলিসে আলোচনা 
চলছিল যে, কিছু লোক মসজিদে অবস্থান করে এবং সেখানেই কুরআন মজীদ 
তিলাওয়াত করে ও নফল আদায় করে আমি আরয করলাম, যদি নিজের ঘরেই 
অবস্থান-করে তবে তা কেমন হবে। তিনি বললেন, ঘরে এক পারা কুরআন 
চাইতে উত্তম। এ প্রসঙ্গেই এ আলোচনা উত্থাপিত হয় যে, বিগতকালে এক ব্যক্তি 
দামিশকের জামে মসজিদে সারারাত নফল ইবাদত-বন্দেশীতে মশগুল থাকত এই 
লোভে যে, এতে তার খ্যাতি ও প্রসিদ্ধি ছড়িয়ে পড়বে এবং এর ফলে শায়খুল 
ইসলাম পদে যো শুন্য ছিল) তার নিযুক্তিও মিলে যেতে পারে। এ কথা শোনার 
পর হযরত খাজা নিজামুদ্দীন আওলিয়া রে)-এর চোখ অশ্রুতে পূর্ণ হয়ে যায় এবং 
. তিনি বলে উঠেন £ . 
০1১1 ৬৬৪৩ 1১ SS 23 15 DN Gk dsl ১৬ 
. OO 1১০৩৯ 
এমন শায়খুল ইসলামের গদীতে আগে আগুন লাগিয়ে দাও, এরপর আগুন 
লাগিয়ে দাও তার খানকাহ্তে; এরপর খোদ শায়খুল ইসলামকেই জ্বালিয়ে 
দাও! 
তিনি নিজের সম্পর্কেই শুধু নয়, স্বীয় খলীফা ও স্থলাভিষিক্তদের মধ্যেও 
(যাদের দ্বারা সত্যতা, আখলাক এবং আত্মশুদ্ধির খিদমত নেওয়াই ছিল মুখ্য 
উদ্দেশ্য) লক্ষ্য করতেন যে, তারা ইখলাসের এমনতরো মকামে পৌছে গিয়েছিল 
যে, জীকজমক ও জৌলুসগ্রীতি তাদের অন্তর-মানস থেকে একদম নিঃশেষ হয়ে 
গিয়েছিল। মাওলানা ফসীহুদ্দীন প্রশ্ন করেছিলেন যে, বুষর্গদের খিলাফতের 
হকদার সাধারণত কারা হয়ে থাকেন? উত্তরে. হযরত খাজা (র) বললেন ৪ 


এ ৩৪১ ০৪১ তি ৬২১০৯ ১৭ ASI) লিড 


১. ফাওয়ায়েদুল ফুওয়াদ; পৃ. ২৪। 


১০৪ সংগ্রামী সাধকদের ইতিহাস. 


“তিনিই খিলাফতের হকদার বলে বিবেচিত হবার যোগ্য হয়ে থাকেন যিনি 
এর প্রত্যাশী নন এবং নন এর প্রতি সামান্যতম আগ্রহীও।*১ 

সিয়ারুল আওলিয়া প্রণেতা বলেন যে, একবার তাকে তীর একজন বিশিষ্ট 
খাদেম সম্পর্কে-যাকে এজাযত প্রদান করা হয়েছিল- অবহিত করা হয় যে, সে 
কয়েকটি কম্বল একত্রে ভাজ করে গদী বানিয়ে বিছিয়ে তার ওপর বুযর্ণের ন্যায় 
বসে এবং আমীর-উমারা, জনসাধারণ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ তার খিদমতে 
শ্রদ্ধাবনত ও ভক্তি-্রদ্ধাসহকারে এসে থাকে! এতে তিনি এত মর্মাহত হন যে, 
সে পরে এলে তিনি তার থেকে মুখ ফিরিয়ে নেন এরং তাকে তার. এজাযতনাসা 
. থেকে বঞ্চিত করেন। দীর্ঘকাল তার প্রতি হযরত খাজা (র)-এর এই বিরক্তিকর 
মনোভাব অব্যাহত থাকে। যতদিন পৰ্যন্ত না তার থেকে কোন ওযর প্রকাশ 
পেয়েছে এবং এ ব্যাপারে সে মাফ না চেয়েছে, ততদিন তীর ক্ষমাসুলভ ও 
' স্েহদৃষ্টি তার প্রতি পতিত হয়নি ।২ 
শত্রুর প্রতি উদারতা 

আন্তরিকতা তথা বিশুদ্ধচিত্ততা, আত্মবিদর্জন এবং সব কিছুর প্রি উপেক্ষা 
ও নিম্পৃহ মানসিকতার মকামে পৌছে সালিক (আধ্যাত্মিক পথের পথিক)-এর 
অন্তর থেকে দুঃখ-বিয়াদ, অভিযোগ, প্রতিশোধস্পৃহা এবং অপরকে কষ্ট দেওয়ার 
ক্ষমতাই নিঃশেষ হয়ে যায়। সে শুধু আত্মীয়-স্বজনের প্রতিই স্নেহপ্রবণ, সদয় ও 
বন্ধুবৎসল হয় না, বরং দুশমনের প্রতিও কৃতজ্ঞ ও উদার মনোভাব প্রদর্শন এবং 
দুশমনের অনুকূলে প্রার্থনাকারীতে পরিণত হয় যেন দুশমনীও তার জন্য ইহসান । 
যে-কোন আহত অন্তরের উপশমের-জন্য স্বতঃক্কুর্তভাবে তার অন্তর থেকে 
বর্ষিত হয় পুষ্পবৃষ্টি। আমীর ‘আলা সিজবী বর্ণনা. করেন যে, একবার হযরত 
খাজা (র) নিম্নোক্ত চরণটি আবৃত্তি করেন ৪ " 

এ ০০০০৪ hil salu ols 4৫০ 

“যে আমাকে দুঃখ-যন্ত্রণা দেয়, আল্লাহ্‌ তাকে সুখে-শান্তিতে রাখুন 1” এরপর. ' 

তিনি নিন্নোদ্বৃত কবিতার লাইন দুটি আবৃত্তি করেন ৪ 
শিউর 31০৯ 91৩ 4 আন ৪55 ৩1 4৫৯ 
এ IS ০৪ ০৪৫৩৪ ০৪০০০ & IS ০৫০৯ 
যে আমার ব্া্তায়-কীটা বিছায় আল্লাহ্‌ করুন তার জীবনের গুলবাগিচায় যে 
ফুল ফুটবে তা যেন কীটাহীন থাকে । ' 


১. সিয়ারুল আওলিয়া, পৃ. ৩৪৫1 
২. গিয়ারুল আওলিয়া গ্রন্থে এর বিস্তারিত বিবরণ পাওয়া যাবে। 


চরিত্র ও গুণাবলী ১০৫ 


সিয়ারুল “আরিফীন গ্রন্থে বলা হয়েছে যে, হযরত খাজা নাসীরুদ্দীন চেরাগে 
দিল্লী রে) বলতেন যে, হিসার আন্দরপতে (গিয়াছপুরের নিকট অবস্থিত) বাজ্জু 
নামে এক ব্যক্তির হযরত খাজা (র)-এর সঙ্গে সীমাহীন দুশমনী ছিল যার সঙ্গত 
কোন কারণ ছিল না। সে ভাল-মন্দ অনেক কিছুই বলত এবং হযরত খাজা (র)- 
কে কিভাবে দুঃখ-কষ্ট দেওয়া যায় সেই ফিকিরেই থাকত ৷ একদিন সে মারা 
যায়। হযরত শায়খ নিজামুদ্দীন আওলিয়া (র) তার জানাযায় শরীক হন এবং 
দাফন শেষ হবার পর তার শিয়রে দু'রাকাত নফল নামায আদায় করেন ও 
মুনাজাত করেন, “ হে আল্লাহ! এই ব্যক্তি যা কিছু বলেছে, মন্দ চিন্তা করেছে 
আমার সম্পর্কে, আমি তা মাফ করেছি। আমার কারণে সে যেন শান্তি না 
পায়।” 


একবার মজলিসে উপস্থিত ব্যক্তিবর্গের ভেতর কেউ আলাপ প্রসঙ্গে উল্লেখ 
- করেন যে, কোন কোন লোক জনাবেওয়ালাকে মিশ্বর ও অন্যান্য স্থানে মওকামত 
ভাল-মন্দ বলে থাকে, আমরা যা শুনতে পারি না। এতে হযরত খাজা (র) বল- 
লেন, আমি তাদের সবাইকে মাফ করেছি। তোমরাও তাদেরকে মাফ করে দিও 
এবং এ ধরনের লোকের সাথে তোমরা এজন্য ঝগড়া-বিবাদে লিপ্ত হয়ো না। 
এরপর তিনি আরও বললেন, যদি কখনও দু'ব্যক্তির ভেতর মনোমালিন্য দেখা 
দেয় তবে সে মনোমালিন্য দূরীভূত করবার শ্রেষ্ঠতম পন্থা হ'ল একজন তার মন 
থেকে তথা অন্তরের নিভৃততম প্রদেশ থেকে শত্রুতার বিষবাম্প দূর করে দেবে। 
এতে অপরের মন থেকেও শত্রুতার জোর ও তীব্রতা ত্রাস পাবে। 


একদিন তিনি বললেন, দুনিয়ার সাধারণ নীতি এই যে, ভালোর সাথে ভালো 

এবং মন্দের সাথে মন্দ ব্যবহার করা হবে। কিন্তু আল্লাহ্‌র বান্দাদের নীতি এই 

যে, মন্দের সুকাবিলায়ও ভালো ব্যবহার করবে ৷ তিনি এও বললেন £ 
কেউ কেউ যদি তোমার পথে কাঁটা বিছায় আর তুমিও তার পথে কাটা 
বিছাও তাহলে তো সারা দুনিয়াটা কীটায় পরিপূর্ণ হয়ে যাবে। সর্বসাধার- 
ণের ভেতরও সাধারণ নীতি এই যে, সোজা-সরল লোকের সাথে সোজা-. 
সরল ব্যবহার এবং বাঁকা-টেড়া লোকের সাথে বাকা-টেড়া ব্যবহার করা। 
কিন্তু দরবেশের নীতি হ'ল -সোজা সরল লোকের সঙ্গে সোজা-সরল ব্যবহার 
তো বটেই, এমন কি বাঁকা-টেড়া লোকদের সঙ্গেও সৎ ও উত্তম ব্যবহার 
করা ।”২ - 

১. সিয়ারুল 'আরিফীন। 

২. ফাওয়ায়েদুল ফুওয়াদ পৃ. ৮৭ । 


১০৬ সংগ্রামী সাধকদের ইতিহাস. 


এক্ষেত্রে হযরত খাজা নিজামুদ্দীন রে)-এর মাপকাঠি এত উঁচু ও সমুন্নত ছিল 
. যে, মন্দ বলা তো দুরের কথা, মন্দ কামনা করাটাও-ছিল তার কুচি ও প্রকৃতির 

বাইরে । একবার তিনি বলেছিলেন, মন্দ বলাটা নিঃসন্দেহে খারাপ। কিন্তু মন্দ 
কামনা অধিকতর খারাপ ।১ যখন এ ধরনের ব্যবহার ভার সবার সাথে তখন স্বীয় 
শায়খ, নিয়ামতপ্রাপ্ত ওলী-আওলিয়া, বন্ধু-বান্ধব এবং সম্পর্কিত ব্যক্তিদের সঙ্গে 
তাঁর ব্যবহার সুন্দর ও শ্রেষ্ঠতম হবেই বা না কেন, যাদের ইহসান দ্বারা তিনি 
পরিপূর্ণরূপে আগ্ুত হয়েছিলেন । 

সিয়ারুল 'আরিফীন নামক গ্রন্থে আছে যে, হযরত শায়খ নজীবুদ্দীন 
সুতাওয়ান্কিলের দৌহিত্র খাজা “আতাউল্লাহ ছিল একজন বেপরোয়া ও নিভীকি 
যুবক। একদিন সে শায়খের দরবারে কাগজ, কালি ও কলম নিয়ে হাযির হল। 
বলল, আমার জন্য অমুক সর্দারকে একটি সুপারিশপত্র লিখে দিন যাতে স্টে 
আমাকে উল্লেখযোগ্য একটা অংকের টাকা দিয়ে দেয়। শায়খ রে) বললেন, উক্ত 
সর্দারের সাথে যেমন আমার কখনো মুলাকাত হয় নি, তেমনি সেও কখনো 
আমার এখানে আসেনি । যার সঙ্গে আমার আদৌ পরিচয় হয়নি, তাকে আমি এ 
ধরনের চিরকুট কি করে লিখতে পারি? এতে সে ভীষণ রাগান্বিত হয় এবং বলতে 
শুরু করে যে, আপনি আমারই নানার মুরীদ আর আমাদেরই খান্দানের দানে 
লালিত। আর কিনা আজই এতদূর অকৃতজ্ঞ হয়ে গেছেন যে, আপনার দ্বারা 
আমার জন্য এতটুকু চিরকুট লেখাও চলে না? এ আপনি কী ধরনের পীর-সুরীদীর 
জাল বিছিয়ে রেখেছেন এবং আল্লাহ্‌র মাখলুককে ধোকা দিচ্ছেন। এই বলে সে 
দোয়াত সজোরে যমীনে নিক্ষেপ করে উঠে চলে যেতে উদ্যত হয় । অমনি হযরত 
খাজা (র) তার জামার প্রান্তদেশ টেনে ধরেন এবং বলেন, অসন্তুষ্ট হয়ে কোথায় 
যাচ্ছ? খুশী হুয়ে যাও। এরপর একটা পরিমাণমত টাকা দিয়ে তাকে খুশী করে 
বিদায় দেন।২ 


দোষ গোপন এবং মহত্ব ও ওঁদার্য 

সিয়ারুল আওলিয়া গ্রন্থে আছে যে, হযরত খাজা নিজায়ুদ্দীন আওলিয়া রে)- 
এর দরবারে আগমনকারীদের সাধারণ নিয়ম ছিল, বাইরে থেকে যখনই কেউ 
আসত, শিরনী মিষ্টান্ন দ্রব্য) অথবা কোন তোহফা খরিদ করে সাথে নিয়ে আসত 
এবং দরবারে পেশ করত। একবার কতকগুলি লোক এইরূপ নিয়তেই আসছিল । 
"জনৈক মৌলভী সাহেবও তাদের সাথে ছিলেন। তিনি ভাবলেন, সব লোকই তো 


>. সিয়ারুল আওলিয়া, পৃ. ৫৫৪1 
২. সিয়ারুল ‘আরিফীন ৷ 


চরিত্র ও গুণাবলী ১০৭ 


বিভিন্ন কিসিমের হাদিয়া-তোহফা পেশ করবে এবং তারা সেগুলি হযরত খাজা ' 
রে)-এর সামনে একত্রে রাখবে। এরপর খাদিম সেগুলি উঠিয়ে নিয়ে যারে। তিনি 
কি করে জানবেন কে কি এনেছে? অতঃপর তিনি কিছু মাটি রাস্তা থেকে উঠিয়ে 
নিয়ে কাগজে বেঁধে সুলতানুল মাশায়িখ (র)-এর দরবারে হাযির হন। প্রত্যেকেই 
যে যার জিনিস সামনে রেখে দেয়। মৌলভী সাহেবও নিজের পুটলিটা যথা 
নিয়মে সামনে রেখে দেন। খাদিম সবকিছু উঠিয়ে নিয়ে যেতে উদ্যত হয় এবং 
পুটলিটাও উঠাতে যায়। এতে হযরত খাজা (র) বললেন, “এটাকে এখানেই 
রেখে যাও। এটা হবে আমার. চোখের সুরমা ।” হযরত খাজা (র)-এর আমল- 
আখলাক এবং উদার ও প্রশস্ত হৃদয়ের পরিচয় পেয়ে উক্ত “আলিম সাহেব তওবা 
করেন এবং তীর মুরীদ হন৷" 


নেহপ্রবণতা: ও আত্মীয়-কুটুম্বিতা . 
আল্লাহ্‌ তা'আলা হযরত খাজা (র)-কে সাধারণ মানবমণ্ডলী এবং ব্যক্তি- 
বিশেষের সাথে সাথে মুসলমান ও আত্মীয়-কুটুন্ঘদের সঙ্গে এমনই শ্নেহপ্রবণতা ও 
মুহব্বত দান করেছিলেন যে, যদি তাকে মায়ের ন্নেহপ্রবণতার সঙ্গে তুলনা করা 
হয় কিংবা তা থেকেও অধিকতর গুরুত্ব প্রদান করা হয় তবে বাস্তব ঘটনাবলী 
দৃষ্টে তাকে আদৌ অতিরঞ্জিত বলে মনে হবে না৷ মহান ও শ্রেষ্ঠতম বুযর্গদের 
এই ক্লেহপ্রবণতা প্রকৃতপক্ষে নবীয়ে-আকরাম (স)-এর সেই স্নেহ শ্রবণতারই 
উত্তরাধিকারিত্‌ যার হাকীকত কুরআনুল করীমের সূরা -তওবাতে বর্ণনা করা 


তামাদের মধ্য থেকেই তোমাদের নিকট এক রাসূল এসেছেন। 
তোমাদেরকে যা বিপন্ন করে উহা তার জন্য কষ্টদায়ক! সে তোমাদের 
যঙ্গলকাসী, বিশ্বীসীদিগের প্রতি দয়ার্দ ও পরম দয়ালু ।” [সূরা তওবাহ ৪ ১১৮! 
অধিকন্তু এটা সেই হুকুমেরই তামিল যে সম্পর্কে খোদ রাসূলে করীম (স)- 
কে সম্বোধন করা হয়েছে ঃ 
এবং যারা তোমার অনুসরণ করে সেই সমস্ত বিশ্বাসীর প্রতি বিনয়ী হও। 
| . | [সূরা শু'আরা ৪ ২১৫ আয়াত] 
এই আত্মীয়তা-কুটুদ্িতা ও স্নেহপৰণতা এমনই এক সুদৃঢ় ‘ইত্তিহাদ’ (এক্য) 
পয়দা করে দিয়েছিল যে, অপরের শারীরিক কষ্টে নিজের কষ্ট এবং অপরের 
আত্মিক ও মানসিক প্রশান্তিতে নিজের মানসিক ও আত্মিক প্রশান্তি মিলত ৷ 
আমীর হাসান ‘আলা সিজবী বর্ণনা করেন যে, একবার বৈঠক অনুষ্ঠিত হচ্ছিল 


১, সিয়ারুল আওলিয়া পৃ ১৪২। 


১০৮ স্ত্থামী সাধকদের ইতিহাস 


ছায়ায় স্থান সংকুলান না হওয়াতে কেউ কেউ রৌদ্রে বসেছিল । ছায়ায় উপবেশন- 
কারীদের লক্ষ্য করে হযরত খাজা (র) বললেন, ভাইয়েরা! তোমরা একটু মিলে- 
মিশে বস যাতে তোমাদের ভাইদেরও স্থান সংকুলান হয় এবং তারাও বসতে 
পারে। এরা রৌদ্রে বসে আছে আর আমি তাদের অগ্নিদগ্ধ করছি।১ রা 

একবার তিনি জনৈক বুষর্গের একটি উক্তি উদ্ধৃত করলেন যা ছিল প্রকৃত- 
পক্ষে তার নিজ অবস্থারই প্রতিনিধিত্ব আর তা ছিল এই যে, “আল্লাহ্‌র মাখলুক 
_ আমারই সামনে আহার করে থাকে,আর তাদের খানা আমি আমার কণ্ঠনালীতে 
অনুভব করি । অর্থাৎ তারা নয়, সে খানা যেন আমি খাচ্ছি” 

আমীর হাসান “আলা সিজধী বলেন যে, আমি একবার অসময়ে গিয়ে হাযির 
হই এবং আরয করি যে, আমি এদিকে বন্ধু-বান্ধবের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে 
এসেছিলাম । একবার হাধিরা দিতে মন চাইল । কোন কোন দোস্ত বলল যে, যদি 
কেউ অন্য কোন উদ্দেশ্যে ও কাজে এসে থাকে এবং প্রথম থেকে এখানে আসার 
আদৌ ইচ্ছা না থাকে, তবে হযরত শায়খ (র)-এর খিদমতে উপস্থিত না 
হওয়াটাই সমীটান। আমি মনে মনে ভাবলাম যে, যদিও নিয়মটা এই, কিন্তু অন্তর 
তো প্রবোধ মানে না, আমি এখানে এসেও হযরত খাজা (র)-এর সঙ্গে একবার 
সাক্ষাত না করেই ফিরে যাই। আজ আমি সেই নিয়মের খেলাফই করব । যখন 
দেখা করলাম তখন উত্তর ছিল, এসে ভালই করেছ. এরপর আরও বললেনঃ 
বুযুর্গদের নিয়ম এটাই যে, কেউ তাদের নিকট ইশরাকের পূর্বে এবং ‘আসরের 
পরে যায় না। কিন্তু আমার এসব কোন নিয়ম নেই! যখনই মন চাইবে চলে 
আসবে ।০ 
সাধারণের প্রতি সমবেদনা . - 

এই আল্লাহ্ওয়ালা লোকেরা এমনিতে দুনিয়ার প্রতি উদাসীন এবং অন্তর 
থেকেই এর প্রতি বিমুত, কিন্তু দুনিয়াবাসীর দুঃখ-শোক ও আল্লাহ্‌র সৃষ্ট জীবের 
চিন্তায় তারা থাকেন বিমর্ষ চিত্ত। তাঁরা একদিকে নিজের শোক-দুঃখ তুলে 
থাকেন, অপরদিকে সারা দুনিয়ার শৌক-ব্যথাকে নিজেদের শোক-ব্যথায় পরিণত 
করেন। একথা বলবার অধিকারী প্রকৃতপক্ষে তীরাই খীরা বলেন ৪ 

43 alan ১০৭ 1৫ ৮5০৮5 
সমগ্র দুনিয়ার ব্যথা-বেদনা আমাদের অন্তরে লালিত ও পোষিত । 


>. ফাওয়ায়েদুল ফুওয়াদ, পৃ. ৯১. 
২. সিয়ারুল আওলিয়া, পৃ. ৭৭। 


৩. ফাওয়ায়েদুল ফুওয়াদ, পৃষ্ঠা ৯৮। 


চরিত্র ও গুণাবলী : ১০৯ 


খাজা নাসীরদ্দীন চেরাগে দিল্লী রে)-এর দৌহিত্র খাজা শরফুদ্দীনকে কোন 
. এক মজলিসে জনৈক সূফী বলেছিলেন যে, খাজা নিজামুদ্দীন রে) আশ্চর্য উদাসীন ' 
প্রকৃতির মানুষ । একাকী থাকেন, পরিবার-পরিজন কিংবা বাচ্চা-কাচ্চার কোন 
ঝঞ্চাট-ঝামেলা নেই। এসব থেকে তিনি এমনই মুক্ত যে, একবিন্দু চিন্তা-ভাবনাও 
তাকে স্পর্শ করেনি। হযরত খাঁজা (র)-এর ভক্ত শরফুদ্দীন উক্ত মজলিস থেকে 
উঠে হযরত খাজা (র)-এর খিদমতে হাযির হন । ইচ্ছা করেছিলেন যে নিজেই তা 
বলবেন এদিকে হযরত খাজা রে) নিজেই বলেন $ 
. মিএগ্র শরফুদ্দীন ! সময়ে আমার অন্তরে যে দুঃখ-বেদনার সঞ্চার হয়ে থাকে 
সম্ভবত অপর কোন ব্যক্তির তা থেকে বেশি হয় না। কোন লোক যখন 
‘আমার নিকট আসে, নিজেদের হাল-অবস্থা আমাকে ব্যক্ত করে, তখন 
তারও দ্বিগুণ ব্যথা-বেদনা ও চিন্তা-ভাবনা আমার অন্তরে সঞ্চারিত হয়৷ 
অত্যন্ত কঠোরমনা ও নির্মম হৃদয় সে, যার দীনী ভাইয়ের শোক-ব্যথা তার 
অন্তরে কোনরূপ প্রতিক্রিয়া সৃষ্টিতে ব্যর্থ হয়! এছাড়া আরও বলা হয়েছে ই 
“Pte ৮০৯ le ০৬০৯৯) 
আল্লাহ্র মুখলিস বান্দারা সর্বদাই বড় বিপদের সুকাবিলা করে থাকেন ।” 
হযরত খাজা (র)-এর মতে মুসলমানদের অন্তরকে খুশী করা”, তাদের অন্তর 
প্রশান্তি ও আনন্দে ভরে দেওয়া সর্বোৎকৃষ্ট আমল এবং আল্লাহ্র 
নৈকট্যলাভের উত্তম মাধ্যম। সিয়ারুল আওলিয়া নামক গ্রন্থে বলা হয়েছে 
যে, তিনি বলেছেনঃ 
আমাকে স্বপ্নে একটি কিতাব দেওয়া হয়। তাতে. লেখা ছিল, যতটুকু সম্ভব 
"মানুষের অন্তর খুশী রাখতে এবং আনন্দ ও তৃপ্তিতে তা ভরে দিতে । কেননা 
ফু'মিনের অন্তর রবুবিয়তের গোপনতম রহস্যের স্থান। জনৈক বুযর্গ কত 
সুন্দরই না বলেছেন $ 
৮০১৩ এত হী Sl 4S by digs (৪5 
days ali Mia Sw SE 
'চেষ্টা কর যেন মানুষের অন্তর তোমার দ্বারা আরাম পায় অথবা য়ে গরীব ও 
দীন-ভিখারী সে যেন তোমার দ্বারা রুটি-রুীর বন্দোবস্ত করতে পারে। 
একবার বলেছিলেন ৪ 
কিয়ামতের দিন কোন পশ্যসামমীর এত বেশি দাম হবে না যেরূপ দাম হবে : 
| অপরের সুখ-সুবিধার প্রতি খেয়াল রাখায় এবং অপরের অন্তর-মনকে আনন্দ 
ও তৃপ্তিতে ভরে দেওয়ায় ২ | 
১. সিয়ারুল ‘আরিফীন ৷ ২. সিয়ারুল আওলিয়া, পৃ. ১২৮। 


১১০ সংগ্রামী সাধকদের ইতিহাস 


ছোটদের প্রতি নেহ 

হযরত খাজা (র) স্বীয় মূল্যবান মুহূর্তের হাযারো রকমের ব্যস্ততা সত্ত্বেও 
এবং অধ্যাত্য জগতের উন্নত মার্গে বিচরণ করা সত্তেও কচি মা'সূম বাচ্চা ও 
ছোটদের প্রতি অত্যন্ত শ্লেহবণ ছিলেন এবং নিজের ভীষণ কর্মব্যস্ততা. সতত 
তাদের অন্তর হাসি-খুশী ও মায়া-মমতায় ভরে দিতে আলাদা সময় করে নিতেন। . 
. এই বিরাট দায়িত্ব এবং আধ্যাত্মিক নিমগ্নুতা সত্তেও তিনি বাচ্চা ছেলে-মেয়েদের 
প্রতি পুরো লক্ষ্য রাখতেন এবং এমনকি তাদের ছোটখাটো কথাবার্তার দিকেও 
খেয়াল রাখতেন! 

খাজা রফীউদ্দীন ছিল তার আপন. ভাতিজার পুত্র ৷ যদি কখনও খাবার ' 
সময় হ’ভ এবং সে তখন হাযির না থাকত তবে বড় বড় বুষর্গ দত্তরখানের ওপর 
উপবিষ্ট থাকা সত্তেও তিনি তার আগমনের অপেক্ষা করতেন। তিনি আপন 
ছেলের মতই একাকিত্বে ও মজলিসের জনসমাগমে তাকে তরবিয়ত দিতেন ও 
মন রক্ষা করে চলতেন।৯ : . 

খাজা রফী‘উদ্দিন তীর-ধনুক এবং সীতার খেলা ও কুস্তি লড়ার প্রতি প্রবল 
আগ্রহী ছিল। হযরত সুলতানুল মাশারিখ অত্যন্ত আদর-সোহাগের সাথে তার 
সঙ্গে এসব বিষয়ে কথাবার্ভা বলতেন, তাকে উৎসাহ দিতেন ও উদ্দীপ্ত করে 
তুলতেন। এসব বিষয়ের সূক্ষাতিসূন্ম দিক এবং খুঁটিনাটি বিষয়ে তাকে তা'লীম 
দিতেন যাতে সে খুশী হয়।* 

যে সমস্ত অভিজাত. বংশীয় যুবক এবং অর্থ-কড়ির দিক দিয়ে সামর্থ্যের 
অধিকারী ব্যক্তি স্বীয় যুগের সৌখিন লোকদের ন্যায় পোশাক-পরিচ্ছদ পরিধান 
করত, হযরত খাজা (র) তাদেরও খাতির করতেন এবং এটাকে তাদের যৌবন 
ও তারুণ্যের স্বাভাবিক দাবি মনে করে উপেক্ষা করতেন। অধিকন্তু স্বীয় চরিত্র 
মাধুর্য, সদ্যবহার এবং স্নেহ ও ভালবাসার দ্বারা তাদেরকে ইসলাহ্‌ (সংস্কার- 
সংশোধন) ও তরবিয়তের অধীন আনয়ন করতে প্রয়াসী হতেন। 

"_ সিয়ারুল আওলিয়া প্রণেতা আমীর খোরদ লিখেন যে, আমার চাচা সায়্যিদ 
হুমায়ন কিরমানী ছিলেন তখন যুবক। সে যুগের স্বাভাবিক প্রবণতা মাফিক 
যৌবনসুলভ চপল পোশাক-পরিচ্ছদে সজ্জিত হয়ে একদিন তিনি হযরত খাজা 
(র)-এর দরবারে এসে হাযির । হযরত খাজা (র) তাকে দেখে বলেন, 4৮:১০ 
০০৪৪ ০০৪৮০০৩০০৪৯ (সায়্যিদ এসে বস এবং সৌভাগ্যের অংশীদার হও ।) 
>. ওঁ, পৃ. ২০৩। | 
২. ওঁ, গৃ ২০৩ । 


চরিত্র ও গুণাবলী ১১১ 


আল্লাহই ভাল জানেন যে, এই আদর-সোহাগ ও স্মেহ-মমতা এবং খাতির-যত্বের 
ফলে কত যুবকেরই না ইসলাহ ও তরবিয়ত লাভ সম্ভব হয়েছে, আর কত কঠিন 
বন্য স্বভাবের লোকই না প্রেম ও মুহব্বতের নিগড়ে আবদ্ধ হয়েছে এবং আল্লাহ্‌র : 
অকবুল বান্দা ও কামিল বুযর্গগণের অন্তর্ভুক্ত হয়েছেন। 

হযরত খাজা রে)-এর সব আখলাক ও গুণাবলী এবং সুকীয়ায়ে কিরামের 
_ ন্যায় জীবনচরিত দেখে ইমাম গাযালী (র)-এর সেই অভিমত ও সাক্ষ্যের সত্যতা 
প্রমাণিত হয় যা তিনি ‘সত্যের সন্ধানে” দীর্ঘ সফর এবং বিভিন্ন গ্রুপ ও মানুষের 
নানা শ্রেণী সম্পর্কে গভীর অধ্যয়ন ও পর্যবেক্ষণের পর প্রকাশ করেছিলেন, “আমি 
নিশ্চিতভাবেই জানতে পেরেছি যে, সুফী সম্প্রদায়ই একমাত্র আল্লাহ্‌র পথের 
পথিক, তাদের জীবনচরিতই সর্বোত্তম জীবনচরিত, তাঁদের পথই অত্যধিক 
মযবুত ও সুদৃঢ় এবং তাঁদের আখলাকই চেরিত্র-ব্যবহার) সর্বোপেক্ষা 
প্রশিক্ষণপ্রাপ্ত, সঠিক ও বিশুদ্ধ ৷ যদি বুদ্ধিজীবীদের বুদ্ধিবৃত্তি, জ্ঞানীদের জ্ঞান-বুদ্ধি 
এবং শরীয়তের সুষ্ধ্ব-তত্বৃবিদগণের সূক্ষ্ম জ্ঞান একত্রে মিলেও তীঁদের জীবনচরিত 
ও আখলাক থেকে উত্তম কোন কিছু আনয়ন করতে চায়, তবে তা সম্ভব হবে না! 
. তাদের প্রকাশ্য ও প্রচ্ছন্ন সকল প্রকার গতিবিধি নবুওতের উজ্জ্বল প্রদীপের দীপ্ত 
আলোকমালা দ্বারা নির্দেশিত ও আলোকপ্রাপ্ত। আর নুরে নবুওত থেকে উজ্জ্বলতর 
কোন নূর দুনিয়ার বুকে কিই-বা হতে পারে যা থেকে আলো গ্রহ্ণ করা যেতে | 
পারে।”* 


১. আল-মুনকিয মিনাদ-দালাল (দিশারী ও সত্যের সন্ধান নামে বাংলায় অনুদিত) । 


চতুর্থ অধ্যায় 
স্বাদ-আহলাদ ও বাস্তব অবস্থাদি 


প্রেম-মুহব্বত ও স্বাদ-আহ্লাদ 

- হযরত খাজা (র)-এর জীবন-চরিত এবং জীবনের কেন্দ্রবিন্দু ঘা তার গোটা 
আমল-আখলাক ও সামগ্রিক অবস্থাকে ঘিরে আবর্তিত, তা ছিল এঁশী প্রেম যা 
আল্লাহ প্রদত্ত নিয়ামত এবং যা তীর জীবনের প্রথম প্রভাত থেকেই তীর ভেতর 
ছিল প্রতিভাত । প্রেমের ক্ফুলিঙ্গ খা তাঁর প্রকৃতি ও স্বভাবে আশৈশব একদম মিশে 
গিয়েছিল, শায়খুল কবীরের সাহচর্য ও চিশতিয়া তরীকার সম্পর্কের কারণে যিনি 
উত্তপ্ত লৌহশলাকায় পরিণত হয়েছিলেন, তীর সারাটা জীবন এবং অর্ধ শতাব্দীরও 
অধিককাল দিল্লী ও তার পারপার্থিক পরিবেশকে উত্তপ্ত ও আলোকিত করে 
রেখেছেন. এবং এ একই কারণে কয়েক শতাব্দী পর্যন্ত ভারতীয় উপমহাদেশের 
আবহাওয়া ও. পরিবেশ এঁশী প্রেমের (ইশকে ইলাহীর) উত্তাপ দ্বারা উত্তপ্ত ও 
দ্রবীভূত ছিল। তার সমগ্র অবস্থা, কর্মব্যস্ততা, আলাপ-আলোচনা ও বৈঠকাদি, 
বাব্যচয়ন ও নির্বাচন, সংঘটিত ঘটনাবলী ও তার রেখে যাওয়া শিক্ষামূলক 
দা মোটকথা রভ্যেকটি জিনিস থেকেই সেই আধ্যাত্িকতার বি এবং সেই 
উত্তপ্ত ইশকের প্রকাশ ঘটত । 

ফাওয়ায়েদুল ফুওয়াদ নামক গ্রন্থে লিখিত আছে যে, এক দিন: আল্লাহ্‌র 
ওলীদের জীবনের ঘটনাবলীর ওপর আলোচনা হচ্ছিল । উপস্থিত ব্যক্তিদের মধ্যে 
একজন জনৈক বুধর্ণের কাহিনী বর্ণনা করল, তীর ইন্তিকাল হচ্ছিল এবং আস্তে 
আস্তে আল্লাহ্র নাম তীর মুখ দিয়ে উচ্চারিত হচ্ছিল! একথা শোনার পর হযরত 
খাজা (ে)-এর চোখ অশ্রুসজল হয়ে ওঠে এবং নিমোদ্ৃত চতুম্পদী আবৃত্তি করেনঃ 

0 ০18৪ SH ১৩ ০০৪ pl 
usd uss onal ১০০১৪ 
uss ls 4০৭৩) ৬০ 
০3৩ 9055৭ এত PUG (55 ৭ ০9 : 

তোমার গলিতে চলে আসছি উত্তম ও স্বচ্ছল গতিতে আর গঞ্জদয় চোখের 

. পানিতে ধুয়ে চলছি। তোমার মিলনের প্রত্যাশায় জীবন দিয়ে দিচ্ছি আর 

তোমার নাম জপে চলেছি। | 


স্বাদ-আহলাদ ও বাস্তব অবস্থাদি ১১৩ 

এ প্রেমের পরিণতি এই ছিল যে, অন্তরে স্বীয় প্রেমাম্পদের ধ্যান-ধারণা ছাড়া 

অন্য কোন কিছুর স্থান ছিল না এবং কোন দিকে লক্ষ্য করার মত অবকাশও ছিল 
না। 


আমীর হাসান ‘আলা সিজধী বর্ণনা করেন যে, একবার তিনি বলেন, যদি .. 


কখনো আকস্মিকভাবে এ সমস্ত কিতাব অধ্যয়ন করতে শুরু করি যা আমি 
পড়েছি, তখন আমার, প্রকৃতিতে ভীতিপ্রদ অবস্থার সৃষ্টি হয় এবং নিজের মনেই 
বলি, “এ আমি কোথায় এসে পড়েছি।' এক্ষেত্রে তিনি হযরত খাজা (র) আবু 
সাঈদ আবুল খায়ের রর)-এর ঘটনা বিবৃত, করেন৷ খাজা আবু সাঈদ 
কামালিয়াতের দরজায় পৌছবার পর যে সকল কিতাব তিনি এককালে পাঠ 
করেছিলেন এবং যা ঘরের এক কোণে শোভা পাচ্ছিল, একদিন অধ্যয়ন করা শুরু 
করেন।'অমনি গায়েবী আওয়াজ ভেসে আসে, ‘ হে আবু সাঈদ! আমাদের 
প্রতিজ্ঞাপত্র ফিরিয়ে দাও! এখন তো তুমি তুমি অন্য জিনিসে মশগুল হয়ে গেছ।' 
হযরত খাজা (র) এই পর্যন্ত গৌছেই কেঁদে ফেলেন প্রেমের এই বাদশাহর 
পরিণতি তো এই ছিল যে, রাতের নির্জন ও গোপন একাকিত্ব অতিবাহিত 
করবার পর দিনের আলোয় যখন তিনি উপস্থিত হতেন তখন মনে হত -আমীর 
খোরদের ভাষায়- মত্ততা উপচে পড়ছে। রাত বিনিত্র কাটবার কারণে চোখ 
সাধারণত 'রক্তবর্ণ ধারণ করত এবং প্রেমের এই উত্তাপ এবং মত্ততার এই 
আমেজের. পরিণতি এই ছিল যে, বৃদ্ধ বয়সেও বরাবরই তিনি সিয়াম পালন করে 
চলতেন। স্বল্প পরিমাণে খাদ্য গ্রহণ, বিনিদ্ব রাত্রি যাপন এবং কঠিন মুজাহাদা 
সত্ত্বেও দুর্বলতা কিংবা শক্তিহীনতার কোন আলামত তীর মধ্যে পাওয়া যেত না। 
আশি বছর বয়স অতিক্রান্ত হওয়া সত্বেও চেহারায় সেই লালচে আভা এবং 
তারুণ্য ও খুশীর সেই ঝালকেরই সাফলাত মিলত যা সাধারণত যৌবনেই মেলে 
বরং তা যেন দিন দিন বেড়ে চলছিল ।১ | 


সামা** 

প্রেমের এই উত্তাপ, জ্বালা ও অস্থিরতা উপশমের একটি মাত্র মাধ্যম ছিল 
আর তা হল ‘সামা’ অর্থাৎ “ইশৃকে ইলাহীতে ভরপুর কাব্য এবং আধ্যাত্মিক 
ভাবপূর্ণ শ্লোকমাঁলা শোনা যারা অন্তর তার তাপ উদৃগীরণের সুযোগ পায় এবং 

>. সিয়ারুল আওলিয়া । . 
২. সামা'র মসলা বিনা বাদ্যযন্তরে-এর পক্ষে-বিপক্ষে, অনুকূলে ও প্রতিকুলে অনেক কিছুই লেখা 
হয়েছে। এক্ষেত্রে ভারসাম্যময় ও যুক্তিপূর্ণ বিধান এই যে, সামা আদতে হারাম যেমন নয় তেমনি তা 
কোন ‘ইবাদত-বন্দেগী, আনুগত্য-অনুসরণও নয়-নয় কোন পরম লক্ষ্য, বরং এ একটি ভারসাম্যময় ও 
নির্দিষ্ট কতিপয় শর্তাধীনে একটি তদবীর ও চিকিৎসা এবং প্রয়োজনের মুখাপেক্ষী ও যোগ্যতার 
পেরবর্তী পৃষ্ঠায় দেখুন) 


সংামী সাধক (ওয় খ্)-৮ 


১১৪ সম্্রীমী সাধকদের ইতিহাস 


অশ্রুর থাস্টা ছারা তার উষ্ণতা হাস করার মওকা মেলে । এরই সঙ্গে সুজাহাদার 

ফলে ক্লান্ত ও অবসন্ন দেহ-প্রভৃতি এবং আহত দেমাগ নফী'র ঘিক্রের কারণে 

যেন সজীবতা ফিরে পায় । মাওলানা রূমীও সামা'র একজন বিশেষ অনুরাগী 

ছিলেন। স্বয়ং হযরত খাজা নিজামুদ্দীন আওলিয়া (র) নিজ মুখেও 'সামা' সম্পর্কে 

তথা এর বৈধতা-অবৈধতা সম্পর্কে অনুরূপ কথাই বলেছেন ৪ 
‘সামা’ সত্যবাদী ও বিশ্বস্ত মুরীদ, ভক্তি-শ্রদ্ধার অধিকারী আধ্যাত্মিক পথের 
কঠোর সাধকের জন্যই সাজে-খখন প্রকৃতি ও দেহ আহত ও বিবশ হয়ে 
গড়ে (যে সামা” থেকে শক্তি ও সজীবতা লাভ করবে)। হাদীছ পাকে বলা 

. হয়েছে, ৪৬ 4০1০ ০৪ ৩! “তোমাদের ওপর তোমাদের শরীরেরও 

হুক রয়েছে।” একটা বিশেষ সময় পর্যন্ত নফস সামা'র মাধ্যমে আরাম ও 
শান্তি লাভ করার পর পুনরায় কাজের উপযোগী হয় ।৯ 

মাওলানা কাশানী নামক জনৈক বৃযর্দ বলেন, 
রিয়াত ও সুজাহাদাকারীদের অন্তঃকরণ ও নফস আধ্যাত্মিক সাধনার বিভিন্ন 
পর্যায়ে অবস্থার আধিক্যবশত কখনো কখনো বিরক্তি ও বিতৃষ্ণায় ভরে যায় 
এবং অবসাদগস্ত হয়ে পড়ে এবং এর ওপর সেই ফয়েঘ ও প্রশৃস্ততা -যা 
সকল আমল ও হালতের ক্ষেত্রে টিলেমী ও অলসতার কারণে খটে-প্রভাব 
বিস্তার করে। এজন্য শেষ যুগে বুহর্ণণণ মিষ্টি ও সুমধুর আওয়াজে রুচিশীল 
ও শোভন এবং গান ও উৎ্পাহ-উদ্দীপনামূলক কবিতা শ্রবণকে রূহানী 
চিকিৎসা হিসেবে অনুমোদন করেন, অবশ্য তা যদি শরীয়তের গণ অতিক্রম 
নাকরে। . 


পের পৃষ্ঠার পর) অধিকারী ব্যক্তির জন্য জরুরত মাফিক কখনও মুবাহ্‌, আবার কখনও কল্যাণকর । এ 
ক্ষেত্রে চিশতিয়া ভগ্রীকার প্রসিদ্ধ বুযুর্গ কামী হামীদুদ্দীন নাখোরীর উক্তি গভীর তাৎপর্যপূর্ণ ও ভারসীম- 
[ময় বলে মনে হয়। এক বৈঠকে সামা' হালাল কি হারাম এ সম্পর্কে বাহাছ হচ্ছিল। কারী সাহেব বল- 
লেন ঃ 
“আমি হামীদুদীন সামা" শুনি এবং একে মুবাহ মনে করি। এর পেছনে ভিত্তি হল-“উলামায়ে কিরামের 
বর্ণিত 'রিওয়ারেত এবং তা এজন্যও যে, আমি অন্তরের ব্যথার রোগী আর সামা' হল এর দাওয়াই । 
. ইমাম আবূ হানীফা রে) মদ ছারা চিকিৎসা. করানো সেই ক্ষেত্রে জায়েয. বলেন যখন রোগ নিরাময়ের 
আর কোন দাওয়াই মেলে না। এরই ওপর কিয়াস যে, আমার মনের দুরারোগ্য ব্যাধির একমাত্র 
চিকিৎসা সঙ্গীতলহরী শ্রবণ । অতএব আঁমার জন্য তা শোনা হালাল হলেও তোমাদের জন্য তা 
হারাম ।' ‘সিয়ারুণল আকভাব, কলমী । 

১.সিয়ারুল আওলিয়া । 

২. মিসবাহুল হিদায়াত, পৃ. ১৮০-১৮৯। 


: স্বাদ-আহলাদ ও বাস্তব অবস্থাদি ১১৫ 

ঃপর ‘সামা’ হযরত খাজা নিজামুদ্দীন আওলিয়া রে) এবং তীর বুযর্গদের 

(ধারা এমত অবস্থার অধিকারী এবং প্রেমের আগুনে দদ্ধীভূত হচ্ছিলেন) আরাম ও 

শান্তির উপকরণ, শক্তির খোরাক এবং আপন প্রেমাম্পদের সান্নিধ্যে উপস্থিত 

হবার মাধ্যম ছিল- যাকে এ সমস্ত বুষর্গ মানসিক চিকিৎসার্থে ও প্রয়োজনীয়তার 

তাকীদে অবলম্বন করতেন আর তাও অবলম্বন করতেন চিকিতসা ও প্রয়োজনের 

স্বাভাবিক দাবি মাফিক। এটা তাদের না "ইবাদত-বন্দেগী ছিল আর না ছিল 

আল্লাহ্‌র নৈকট্যলাভের মাধ্যম ৷ এটা আধ্যাত্মিক সাধন পথে স্থায়ী কোন পদ্ধতি ' 
কিংবা রাত্র-দিনের একমাত্র ধ্যান-ধারণাও ছিল ন্য। . 


এরই সাথে সাথে হযরত খাজা নিজামুদ্দীন রে) শরীয়ত-বিরোধী গহিত 
বিদআত এবং ক্রীড়া- কৌতুকের বিষয়াদি যা অমুসলিমদের প্রভাব থেকে, বিশেষ 
করে ভারতবর্ষে প্রবৃত্তি ও খেয়ালী পূজকরা অথবা বিভ্রান্ত সুফীরা সামা’র মধ্যে . 
ঢুকিয়ে দিয়েছিল, নিজেকেও যেমন দূরে রাখেন তেমনি স্বীয় অনুসারীদেরও এসব 
থেকে মুক্ত ও পবিত্র থাকার কড়া তাকীদ দেন৷ সামা’র আদব সম্পর্কে. তিনি 
বলেন ঃ . 
সামা‘ চার প্রকার । যথা £ঃ হালাল, হারাম, মাকরূহ ও মুবাহ্‌। সামা'র ' 
ভাবসাগরে উন্যক্ত ব্যক্তি যদি “মাহবুবে হাকীকী' তথা প্রকৃত প্রেমাম্পদের 
অত্যধিক লক্ষ্যাভিপারী হয় তবে ‘সামা’ মুবাহ। আর “মাহবুবে মাজাযী' তথা 
অপ্রকৃত প্রেমাম্পদের দিকে হলে তা হবে মাকরূহ। “মাহবুবে মাজাযী'র পূর্ণ 
লক্ষ্যাভিসারী হলে তা হরে হারাম আর “মাহবুবে হাকীকী'র দিকে পূর্ণ 
লক্ষ্যাভিসারী হলে তা হবে হালাল । সামার ব্যাপারে যিনি আগ্রহী হবেন 
তিনি যেন এই চারটি বিষয়ে জেনেই এ পথে অগ্রসর হন! 
অধিকন্তু তিনি আরও বলেন, 
সামা মুবাহ হবার জন্য কয়েকটি বিষয়ে লক্ষ্য রাখা উচিত। সামা' যিনি 
শোনাবেন তীর জন্য শর্ত এই যে, তিনি একজন বয়স্ক ব্যক্তি হবেন; 
অন্পবয়ঙ্ক কিংবা কোন নারী যেন না হয় । শ্রোতা যা কিছু শোনবেন তা যেন 
আল্লাহ্‌র স্মরণ থেকে মুক্ত না হয়! আর যা কিছু শোনানো হবে তা যেন 
নির্লজ্ঞতা ও হাসি-ঠাট্রামুলক কিছু না হয়, আর সামা'র মাধ্যম তবলা, ঢোল, 
সারেঙ্গী ইত্যাদি বাদ্যযন্ত্র যেন না হয়!” - 


১, সিয়ারুল আওলিয়া, পূ. 8৪৯১-৪৯২ । 


১১৬. সংগ্রামী সাধকদের ইতিহাস 


বাদ্যযন্ত্রের পতি ঘৃণা ও অবজ্ঞা এবং এর ওপর নিষেধাজ্ঞা 
হযরত খাজা রর) বাদ্যযন্ত্রের ব্যাপারে কঠোরভাবে নিষেধ করতেন এবং এ 
ব্যাপারে কারো থেকে কোন প্রকার শৈথিল্য প্রকাশ পেতে দেখলে অত্যন্ত নারায 
হতেন, আর এক্ষেত্রে কোনরূপ ওষর-আপত্তি তিনি গ্রহণ করতেন না। সিয়ারুল 
: আওলিয়া নামক গ্রন্থে বলা হয়েছেঃ 
| মুজলিসে একবার এক ব্যক্তি হযরত সুলতানুল মাশায়িখ (র)-এর খিদমতে 
মজলিসে- যেখানে' বিভিন্ন প্রকার বাদ্যযন্ত্র ছিল-অংশগ্রহণ করেছেন এবং 
এর সাথে তারা নাচেও অংশ নিয়েছেন। সুলতানুল মাশায়িখ রে) একথা 
" শুনে বললেন, ভীরা মোটেই ভাল কাজ করেন নি। যে কাজ শরীয়ত বিরোধী 
তা আদৌ পসন্দনীয় নয়! এতে আরও এক ব্যক্তি-আরয করল, এই সমস্ত 
দরবেশ যখন উল্লিখিত মজলিস থেকে বের হয়, তখন লোকেরা ভাদেরকে 
জিজ্ঞাসা করে যে, আপনারা একী করলেন? এ মজলিসে তো বাদ্যযন্ত্র ছিল। 
আপনারা সামা কিভাবে শুনলেন এবং নাচেই বা অংশ নিলেন কিভাবে? 
- তারা জবাবে বলল, আমরা সামা'র মধ্যে এমনিভাবে মগন ও সমাহিত হয়ে 
গিয়েছিলাম যে, আমাদের খেয়াল করার আদৌ কোন অবকাশই ছিল না যে, 
এখানে কোন বাদ্যযন্ত্র আছে। হযরত সুলতানুল মাশায়িখ একথা শুনে বল- 
লেন, এটা কোন জবাব হুল না। এটা তো প্রতিটি নাফরমানী ও ন্যায় 
- কাজের ক্ষেত্রেই বলা চলে ।৯ 
হযরত খাজা (র) বাদ্যযন্ ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজার ব্যাপারে অভ 
কড়াকড়ি করতেন । তিনি বলতেন $ - 
যেখানে একজন মহিলার জন্য ইমামের ভুল শোধরাবার নিমিত্ত সালাতের 
মধ্যে হাতের শব্দে কিংবা তালি বাজিয়ে ইমামকে সতর্ক করবার অনুমতিটুকু 
' পৰ্যন্ত দেওয়া হয়নি এবং এটাকে অহেতুক ক্রীড়া-কৌতুকের মধ্যে গণ্য করা :... 
হয়েছে, যেখানে অহেতুক ক্রীড়া-কৌতুক. থেকে পরহেষ থাকার ব্যাপারে 
. এতখানি সতর্কতা অবলম্বন করা হয়েছে সেখানে বাদ্যযন্ত্রের ক্ষেত্রে এ. 
নিষেধাজ্ঞা স্বভাবতই অগ্রাধিকার পাওয়া, উচিত | 


১. সিয়ারল আওলিয়া, পৃ. ৫২০-৫২১। 
২. সিয়ারুল আওলিয়া, পৃ. ৫২২1 | 


..স্বাদ-আহলাদ ও বাস্তব অবস্থাদি ১১৭ 


সামা“র মধ্যে হযরত খাজা নিজামুদ্দীন (র)-এর অবস্থা 
হযরত খাজা (র) বলতেন £ 
:  ছ্বাল্পাহ্‌. পাক যাকে ব্যথা-বেদনা ও স্বাদ-উপলব্ষি দান করেছেন তিনি 
" বাদ্যযন্ত্র ব্যতিরেকেই ও একটিমাত্র কলি শ্রবণেই অশ্রু আগুত হয়ে ওঠেন। 
কিনু যার স্বাদ ও উপলব্ধির ব্যাপারে আদৌ কোন মাত্রাজ্ঞান নেই, তার 
সন্মুখে পাঠ আবৃত্তি যতই চলুক না কেন, আর যত বাদ্যযন্ত্রই তার সামনে 
উপস্থাপিত হোক না কেন, তার ওপর কোনটিরই আছর হবে না। কেননা 
লে তো বেদনার্ভদের কেউ নয়। এ সম্পর্ক তো বেদনা-বিধুরতার 
সঙ্গে-বাদ্যযন্ত্রের সঙ্গে নয় ।১ 
.... বস্তুত হযরত খাজা রে)-এর অবস্থা তো এই ছিল যে, ইশৃক-ইলাহী ও 
আধ্যাত্মিক, ভাবধারামপ্তিত কবিতা শুনতেই তিনি অশ্রু-আগুত হয়ে উঠতেন, 
অথচ লোকে তা জানতে পারত না। খাদিম শুকনো ক্মাল দিত আর সে রুমাল 
অশ্রুসিক্ত হয়ে উঠত। এরপরই শুধু লোকেরা জানতে পারত হযরত খাজা রে) | 
অশ্রু-ভারাক্রান্ত ।* 
আমীর খোরদ (যিনি নিজেও শৈশব ও বাল্যে এ ধরনের সামা'র মজলিসে 
শরীক হতেন এবং অধিকাংশ সময়ই আপন পিতা ও চাচার সঙ্গে এইসব ভাব- 
গল্তীর মজলিস ও মত্ততা সৃষ্টিকারী উত্তেজক কবিতা নিয়ে আলোচনা করতেন যা 
সেখানে পড়া হত) বলেন যে, কখনো কখনো অনেকগুলো কবিতা আবৃত্তি করা , 
হত, কিন্তু কোনরূপ আবেশ-বিহ্বলতা সৃষ্টি হত না। আকস্মিকভাবে কেউ হিন্দী 
.. দোহা কিংবা ফারসী প্রেম ও ভক্তিমূলক কবিতা আবৃত্তি করে বসত আর মজলিসে 
ভাবের জোয়ার সৃষ্টি হত।  . 
. ' কথিত আছে যে, একবার কয়েরবাক নামক বাদশাহুর একজন আমীর একটি 
মাহফিলের আয়োজন করেন। শহরের নেতৃস্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বুষর্গ 
এতে হাযির হন। “সামা” গুরু হুল কথক অনেক কিছুই শোনাতে থাকল, কিন্তু - 
তাতে কোন প্রতিক্রিয়ার সৃষ্টি হল না। শেষ অবধি হাসান বাহুদী কাওয়াল 
নিম্নোক্ত কবিতা আবৃত্তি করেন ৪ . 
06557587585 
4৮৮৪] OSs aig 2৯ ০০115 ৩৯৪ 
দরবেশীর গৃহে আত্মবিন্মৃতির সাধনায় আমাকে একা ছেড়ে দিও না; এবং 
বিভিন্ন ধরনের গল্প-কাহিনী আমার নিকট বর্ণনা করো না। 


" ১, সিয়ারুল আওলিয়া, পৃ. ৫২৩ । ২. সিয়ারুল আওলিয়া, পৃ. ৫৪। 


১১৮ সংগ্রামী সাধকদের ইতিহাস 

কবিতাটি আবৃত্তি করতেই হযরত সুলভানুল মাণায়িখ (র)-এর. ওপর কান্না 
ও বগা অবহু সৃষ্টি হয এবং এ অবসর প্রতি মহিন উপস্থিত 
সবাইকে অভিভূত ও আচ্ছন্ন করে দেয়।* 

অন্য আর একটি মজলিসের খটনা। 

বালাখানাতে মজলিস অনুষ্টিত হচ্ছিল । আমীর 'খসর দীড়িয়ে এবং সুলতানুল 
মাশায়িখ অসুস্থতার কারণে চারপায়ীর ওপর উপবিষ্ট ছিলেন। হাসান বাহদী 
শায়খ সা'দী (র)-এর নিমোক্ত কবিতাটি আবৃত্তি করেন ৪ | 

১০৫ ০১৪3৭ 915৭ LS AS এ ৪৭৪৪ 
(2১১ ১০০৭১ 4৫ | ১4০০৪ ০1 
“সা'দী, তুমি কেন এই ফাদে পা দিচ্ছ? 
পতিত অনেক শিকারের মধ্যে আমরা দুর্বল শিকার মাত্র ।” 

হযরত খাজা রে)-এর তখন অশ্রুরুদ্ধ অবস্থা এবং এতে তিনি গভীরভাবে 
সমাহিত হয়ে যান। খাজা ইকবাল রুমাল এগিয়ে দিয়ে চলছিলেন আর তিনি 
বারবার চোখ মুছে হাসান বাহদীর দিকে তা ঠেলে দিচ্ছিলেন। কিছু বিলম্বে ‘সামা’ 
সমাপ্ত হল। আমীর খসরর পুত্র আমীর হাজী তার পিতারই গযল আবৃত্তি করতে 
শুরু করে যার একটি পংক্তি ছিল এই ৪ 

০৮৪ 9854 Ald AS ০৫ ৩০ ৩০৭৮৯ 
০৭ ১4 0৪১ ০1 ২০০ ০৭ ০৪ EFS 3০০৪ এ 
“খসরূ। এ পথে গণ্য করবার মত তুমি কে? 


অমনি হযরত খাজ্‌ (র)-এর ওপর পূর্বোক্ত অবস্থার সৃষ্টি হল এবং ভিন 
অনেক বেশী কীদলেন।২ 
০০০০৪০৪ যার প্রথম স্তবক ছিল এই ঃ 
OE SH EAS Ls api lds tS 
১৬৪ 48 ৮৯০০ পিজি COREE Se BIS ৪৪৩ 
০০548 রি নতি 
পার 


১. সিয়ারুল আওলিয়া, পৃষ্ঠা ৫১৪) 
২, দিয়ারুল আওলিয়া, পৃ. ৫১৫। 


. স্বাদ-আহলাদ ও বাস্তব অরস্থাদি.. :.. ১১৯ 

এ কী কথা! এর আস্বাদনেই আমি বিভোর । 
, তিনি আড় চোখে আমীর খসরূকে একবার দেখলেন। ব্যস! পূর্বোক্ত অবস্থায় 
- তিনি ফিরে গেলেন।৯ CO 
সাধারণত যে কবিতাতে হযরত খাজা নিজাযুদ্দীন (র)-এর স্বাদ অনুভূত হত 
ও ভিনি আবেগাপ্ুত হতেন, দিল্লীর মজলিস-মাহফিল এবং শহরের অলিতে 
গলিতে বেশ কিছুকাল যাবত তার চর্চা অব্যাহত থাকত। লোকেরা এ থেকে 
আনন্দ ও স্বাদ উপভোগ করত। সুলতান 'আলাউদ্দীনও তীর 'দরবারের.সভাসদ 
এবং হযরত রে)-এর দরবারে যাতায়াতকারীদের বিশেষভাবে তাকীদ দিয়ে 
রেখেছিলেন যে, যে কবিতায় হযরত খাজা (র)-এর স্বাদ ও মন্ততা আসবে ভা 
যেন মনে রাখা হয় এবং বাদশাহকে শোনানো হয়! অধিকাংশ সময় এমন হত 
যে, বাদশাহ যখন এ রকম কবিতা শুনতেন, যে কবিতা হযরত খাজা রে)-এর 
মত্ততা ও আবেগ এনেছিল- অত্যন্ত প্রশংসা করতেন এবং বহুক্ষণ ধরে এর স্বাদ 
গ্রহণ করতেন। 

কুরআনুল করীমের স্বাদ গ্রহণ, তাকে হিফয করার ব্যবস্থাকরণ ও 
কিরামের চিরন্তন নীতি । হযরত খাজা মু“ঈনুদ্দীন চিশতী রে) থেকে নিয়ে হযরত 
খাজা নিজামুদ্দীন (র) পর্যন্ত সবাই কুরআন মজীদ থেকে বিশেষভাবে স্বাদ গ্রহণ 
করেছেন এবং প্রত্যেকেই তাঁদের নিজ নিজ খাস খলীফা ও বিশিষ্ট মুরীদদিগকে 
- কুরআনুল করীম হিফয করতে এবং এরই মাঝে মগ্ন ও আত্মসমাহিত দেখতে 
চেয়েছেন আর এ ব্যাপারে বিশেষভাবে তাকীদও করে গেছেন।১ 

খিলাফত প্রদানের মুহূর্তে শায়খুল কবীর রে) হযরত খাজা নিজামুদ্দীন 

আওলিয়া রে)-কে কুরআনুল করীম হিফয করতে ওসীয়ত করেছিলেন। হযরত 
খাজা রে) সে ওসীয়ত পুরণ করেছিলেন এবং দিল্লী পৌদ্ুতেই এ সিলসিলাও শুরু 
করে দেন। হযরত খাজা (র) নিজ মুরীদ ও বিশিষ্ট সাথীদেরকেও এ ব্যাপারে 
উৎসাহিত করতে থাকেন-দিতে থাকেন বিশেষ তাকীদ। আমীর হাসান ‘আলা 


১. সিয়ারুল আওলিয়া, পৃ. ৫১৬। 
২. সিয়ারুল আওলিয়া, পৃ. ৫১০ । 
৩. বিস্তারিত জানবার জন্য দেখুন “মুসলমানুকা নিযামে তা'লীম ও তরবিয়ত' ২য় খণ্ড, মাওলানা মানাযির 


আহসান গীলানীকৃত । 


১২০ সংঘামী সাধকদের ইতিহাস 


- সিজযী যখন হযরত খাজা (র)-এর ভক্তে পরিণত হন, তখন তিনি বৃদ্ধ হয়ে 
গেছেন। কবিতা রচনা ও কাব্য-চর্চাই ছিল তার সারা জীবনের হবি। হযরত 
খাজা রে) তাকে দিক-নির্দেশনা দিতে গিয়ে বলেছিলেন যেন সে কাব্য-চর্চার 
মুকাবিলায় কুরআনুল করীমের সাধনাকেই ওপরে স্থান দেয়। কাওয়ায়েদুল 
ফুওয়াদ গ্রন্থে আমীর বলেন £ 
০০৭৬৯ ০০৪ এ এ পা ৮৪০৯ de BY LA 
ওলা ALE ৮৭৪৫ ad ৩৪ - 
অর্থাৎ আমি আমার মখদুমের মুখ থেকে এ ধরনের কথা অনেকবারই শুনেছি 
যে, কবিতা আবৃত্তির তুলনায় কুরআনুল করীমের তিলাওয়াত অধিকতর হওয়া 
- উচিত।১ অতঃপর তাকে কুরআন মজীদ হিফ্য করার হিদায়াত দান করেন। তার 
এক-তৃতীয়াংশ হিফয করতেই তিনি বললেন $ 
১৮? এসি 95১5 অলি এখন এসএ dail LADS 
8 
অর্থাৎ অল্প অল্প করে হিফ্য কর আর হিফ্যকৃত অংশ বারবার দোহ্রাতে 
থাক।* 
মাওলানা বদরুদ্দীন ইসহাকের সাহেবযাদা খাজা মুহাম্মদ হযরত খাজা (র)- 
এর পক্ষপুটে লালিত-পালিত হচ্ছিলেন। তাকেও তিনি কুরআন মজীদ হিফ্য 
করান। খাজা মুহাম্মাদ ইমাম ছিলেন, ছিলেন একজন ভাল হাফিয এবং তীর 
এলহানও কেণ্ঠন্বর)) ছিল অত্যন্ত মিষ্ট। তাকে তিনি সালাত আদায়ের ইমাম 
নু করেছিলেন। ভান পঠিত কিরাড তলে ভার চোৰ আফু রও 
উঠত, আমেজ অনুভব করতেন তিনি ।৩ তীর অপর এক ভাই খাজা মৃসাও ছিলেন 
একজন হাফিয ও কারী । স্বাভাবিক নিয়ম ছিল যে, যখনই তিনি দস্তরখানের 
ওপর বসতেন তখনই সর্বাগ্রে খাজা মুহাম্মাদ এবং খাজা মুসা কুরআন মজীদের 
কিছু অংশ তিলাওয়াত করতেন একে দু'আয়ে মায়েদা" বলা হত।৪ এরপর শুরু 
হত খানাপিনা। স্বীয় দৌহিত্র ভোণিনার সন্তান) খাজা রফীউদ্দীন প্রমুখকেও . 
কুরআন মজীদ হিফ্য করিয়েছিলেন। তিনি নিজেও নফল নামাযে কুরআন শরীফ 
পড়তেন এবং বিশিষ্ট খাদিমদের থেকে জানতে চাইতেন যে, এ ব্যাপারে তাদের 


. অভ্যাস- 'আচরণ কিঃ? 


১, ফাওয়ায়েদুল ফুওয়াদ, পৃ. ২৪৯ । ২. এ পৃষ্ঠা ৯৩। 
৩. সিয়ারুল আওলিয়া, পৃ. ২০০। ৪. সিয়ারুল আওলিয়া, পৃ. ১৯৯। 


স্বাদ-আহলাদ ও বাস্তব অবস্থাদি ১২১ 

শায়খ (র)-এর সাথে সম্পর্ক 

এমনিতেই কোন ব্যক্তি যদি কারো কাছ থেকে কোনরূপ অনুগ্রহপ্রাপ্ত হয় 
(যদি তার স্বভাব-প্রকৃতিতে ভদ্রতা ও সৌজন্যবোধের প্রেরণা বিদ্যমান থাকে) 
তবে তার প্রতি অনুগত হয়ে থাকে এবং তাকে স্বীয় উপকারী বন্ধু মনে করে। 
কিন্তু হযরত খাজা (র)-এর স্বীয় মুরশিদ-এর সাথে গভীর প্রেমপূর্ণ ও আত্মিক 
সম্পর্ক ছিল। তাঁর বৈশিষ্ট্য ও আত্মিক উন্নভিভেও সুরশিদের একটা বিশিষ্ট ভূমিকা 
ছিল। এই মেহনতের ফল এই হয়েছিল যে, যখন কোন মাহবুব (প্রেমাষ্পদ)-এর ' 
প্রশংসা কীর্তন করা হত, তখনই তার আপন শায়খ ও মুরশিদ- এর স্মৃতি জাগরূক 
হয়ে উঠত এবং তাকেই তিনি এর সত্যতার মাপকাঠি মনে করতেন। 
জামা“আতের ব্যবস্থাপনা ও দৃঢ় মনোবল 
_ বার্ধক্যের শত দুর্বলতা এবং কঠোর কঠিন মুজাহাদা সত্তেও জাম'আতে 
সালাত আদায়ের ক্ষেত্রে তিনি অত্যন্ত পাবন্দ ছিলেন! সিয়ারুল আওলিয়া’ 
প্রণেতা বলেন £ 

বয়স আশি বছর অতিক্রান্ত হয়ে গিয়েছিল, তবুও জামা“আতের সাথেই তিনি 

পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতেন।. এজন্য উঁচু বালাখানা থেকে 

জামা'আতখানায় অবতরণ করতেন এবং সেখানেই উপস্থিত দরবেশ ও 

স্ঙ্গী-সাথীদের সাথে তা আদায় করতেন। বয়সের আধিক্য সত্ত্বেও সর্বদা 

সিয়াম পালন করতেন। বিনা সিয়ামে খুব কম দিনই অতিবাহিত হত।১ 


শরীয়তের পাবন্দী এবং সুন্নতের অনুসরণে কর্মপন্থা 
হা) সে এর অনুসরণের কি 


এ ব্যাপারে তিনি স্বীয় সঙ্গী-সাথী ও খাদিমকুলকেও অত্যন্ত তাকীদ দিতেন। 
সুন্নত ছাড়াও মুস্তাহাব ও নফল যাতে ফওত হতে না পারে সেজন্যও তীর কঠোর 
তাকীদ ছিল সিয়ারুল আওলিয়া নামক গ্রন্থে হযরত খাজা (র) নিম্নরূপ উক্তি 
করেছেন $ 
রাসূলুল্লাহ্‌ (স)-এর অনুকরণ ও অনুসরণে অত্যন্ত মযবুত ও দৃঢ়তা প্রদর্শন 
করা উচিত্‌ এবং এও দেখা উচিত যেন কোন মুস্তাহাব ও নফলও ফওত হতে 
নাপারে। . 
: মাশায়িখে কিরামের জন্য এবং যিনি বার'আত গ্রহণ করবেন গৌর), তার 
জন্য শরীয়তের ছুকুম-আহকাম এবং তরীকত ও হাকীকতে প্রয়োজনীয় জ্ঞান 
থাকা দরকার ৷ তাহলে তারা আর শরীয়তের খেলাফ্রু কোন কাজ করার জন্য 
বলতে পারবেন না।* | 
১, মিয়ারুন আনিয়া, পৃ. ১২৫। ২. নিয়ারুল আওলিয়া, গৃ.৩১৮। ৩, ফাঞ্যায়েদুদ ফুয়াদ, গু. ১৪৭। 


পঞ্চম অধ্যায় 


পরোপকার ও গভীর বিশ্লেষণ 


জ্ঞানের মর্যাদা 


হযরত খাজা নিজামুদ্দীন আওলিয়া (র) বাতিনী “ইলমে কামালিয়াত লাভের 
সাথে সাথে যাহিরী “ইলমেও অত্যন্ত উচ্চ মর্যাদার অধিকারী ছিলেন। সেকালের 
প্রচলিত জ্ঞান-বিজ্ঞানের সমস্ত শাখাই তিনি দৃঢ় মনোবল, কঠিন অধ্যবসায় ও 
সুশৃঙ্খলভাবে অধ্যয়ন করেছিলেন। তার শিক্ষকমণ্ডলী মধ্যে সে যুগের শ্রেষ্ঠতম 
বুযর্গ ও মনীষীবৃন্দ রয়েছেন। সাহিত্য ও ধর্মীয় বিষয়ে তিনি প্রখ্যাত অডিটর 
জেনারেল শামসুল মুলক মাওলানা শামসুদ্দীন খারিযমী থেকে শিক্ষা লাভ করেন। 
মাওলানা কামালুদ্দীন যাহিদ মুহাম্মাদ ইবনে আহমাদ মারিকলী থেকে হাদীছের 
দরস গ্রহণ করেন-যিনি ছিলেন “মাশারিকুল আনওয়ার’ প্রণেতা ইমাম হাসান 
ইবনে সুহথাম্মাদ আস-সাগানীর শাগরিদ। একই মাধ্যমে তিনি “হিদায়া” প্রণেতার 
শাগরিদও বটেন। তিনি কিছু কিতাব শায়খুল কবীর হযরত শায়খ ফরীদুদ্দীন 
গঞ্জে শকর (র)-এর নিকটও অধ্যয়ন করে “ইলমের ভাণ্ডার পূর্ণ করেন। 


জ্ঞান-বিজ্ঞান ও সাহিত্যের সঙ্গে সম্পর্ক 

যদিও স্বীয় প্রকৃতিগত মেধা এবং শায়খ-এর বাতিনী নিসবত সেম্পর্ক)-এর 
প্রভাবে তিনি দিন দিনই শব্দের সুকাবিলায় অর্থ, অর্থের সুকাবিলায় প্রকৃত তাৎপর্য 
বিশ্লেষণ ও অবস্থা পর্যবেক্ষণ এবং নামের চেয়ে নামকরণের তেতরেই বেশী 
নিমজ্জিত হয়ে পড়েন, তথাপিও জ্ঞান ও সাহিত্যের সঙ্গে পারস্পরিক সম্পর্ক এবং 
জ্ঞানের জন্য তীর নিষ্ঠা ও আস্বাদন শেষ অবধি অবিচল খাকে। 

সিয়ারুল আওলিয়া গ্রন্থে বলা হয়েছে যে, মাওলানা কুকৃনুদ্দীন চিগর আল্লামা 
জারুল্লাহু যামাখশারীর “কাশশাফ" ও “মুফাসসাল' নামক প্রসিদ্ধ গ্রন্থ্ধয় এবং এ 
দু'টি ব্যতিরেকেও কতিপয় কিতাব হযরত সুলতানুল মাশায়িখ রে)-এর খাতিরে 
তার খিদমতে নকল করে পৌছিয়েছিলেন।১ এ দু'টি কিভাবই সুপ্রসিদ্ধ মু'তাধিলী 
১. সিয়ারুল আওলিয়া, পৃ. ৩১৭1 | | | 


-গরোপকার ও গভীর বিশ্লেষণ ১২৩ 


মনীষী আল্লামা মাহমূদ জারুল্লাহ যামাখশারী (মৃত্যু ৫৩৮ হিজরী) রচিত ৷ প্রথমটি 
তফসীর গ্রন্থ এবং দ্বিতীয়টি আরবী ব্যাকরণ গ্রন্থ । এ থেকেও তার জ্ঞানের প্রতি 
সীমাহীন নিষ্ঠা ও গ্রীতি এবং দৃষ্টিভঙ্গীর উদারতার পরিচয় পাওয়া যায়। উক্ত - 
সিয়ারুল আওলিয়া গ্রন্থেই রয়েছে যে, সায়্যিদ খামুশ ইবনে সায়্যিদ মুহাম্মাদ 
কিরমানী একান্ত সান্নিধ্যে ‘খামসায়ে নিযামী’ নামক গ্রন্থ হযরত খাজা নিজাযুদ্দীন 
(র)-এর নিকট অধ্যয়ন করতেন!” হযরত খাজা (র)-এর সাহিত্যগ্রীতি এত 
বেশী গভীর ও পবিত্র ছিল যে, আমীর খসরূর মত একজন শীর্ষস্থানীয় নামযাদা 
কবিকেও (যিনি স্বীয় ক্ষেত্রে তুলনাহীন এবং ফারসী সাহিত্যের প্রথম সারির 
কবিদের অন্যতম) তার কাব্যের ক্ষেত্রে প্রয়োজনীয়. পরামর্শ দিয়েছিলেন- 
করেছিলেন পথ-নির্দেশনা। সিয়ারুল আওলিয়া গ্রন্থে রয়েছে যে, প্রথমদিকে 
জামীর খসরূ যে সব গযল গাইতেন সেগুলিকে হযরত সুলতানুল মাশায়িখ রে)- 
এর খিদমতে প্রয়োজনীয় সংশোধনের জন্য পেশ করতেন! একবার তিনি আমীর . 
খসরূকে বলেছিলেন যে, গযল ইন্পাহানীদের পদ্ধতিতে গাইবে ।২ 


হাদীছ ও ফিকহুর ওপর দৃষ্টি নিক্ষেপ 

সুলতান গিয়াছুদ্দীন তুগলকের দরবারে সামা সংক্রান্ত মাসআলা নিয়ে যে 
বিতর্ক সভা অনুষ্ঠিত হয়েছিল তাতে হযরত খাজা রে) উক্ত মাসআলার ওপর যে 
বক্তব্য উপস্থাপন করেছিলেন এবং এর ওপর যে সমালোচনা পেশ করেছিলেন তা 
থেকেও তীর জ্ঞানগত মরতবা ও মর্যাদা এবং প্রশস্ত ও উদার দৃষ্টিভঙ্গীর পরিচয় 
পাওয়া যায়। ও 
.. ভারতবর্ষে হযরত শায়খ ‘আবদুল হক মুহাদ্দিছে দেহলভী (র)-এর পূর্বে 
“সিহাহ সিত্তা" হাদীছ গ্রন্থের তেমন পরিচিতি ও প্রচলন ছিল না এবং মানুষের 
পরিচিতি ও অবগতির সীমারেখা বুখারী ও মুসলিম শরীফের বাইরে অগ্রসর হতে 
পারেনি। হাদীছের মধ্যে “মাশারিকুল আনওয়ার” ও “মিশকাত শরীফকেই 
“ইলমের পুঁজি এবং হাদীছণান্ত্রের চূড়ান্ত ও সর্বশেষ ধাপ মনে করা হত ৩ 
বিস্তারিত জানার জন্য দেখুন ,১1| (১ ৭০১..৭ 1 44[55| এর হাদীছ 
অধ্যায়। সূফীদের মুখে মওযু ও য'ঈফ হাদীছের আধিক্য ও ছড়াছড়ি এবং 
বুষর্ণদের মালফুষাত মজলিসগুলিতে বেদেরেগ বর্ণিত হত। আজগুবী ও মনগড়া 
এবং মওযু হাদীছ সম্পর্কে জ্ঞান আল্লামা মুহাম্মাদ তাহির পাটনীর পূর্বে এখানে 
১, সিয়ারুন আওলিয়া, পৃ. ২১৯। | 
২. সিয়ারুল আওলিয়া, পৃ. ৩০১ । 


১২৪ সংগ্রামী সাধকদের ইতিহাস . 


পরিদৃষ্ট হয় না। হযরত খাজা রে)-এর মালফ্ষাত ও জীবন-চরিত থেকে জানা 
যায় যে, তিনি এমনি ধরনের অনেক ভিত্তিহীন বর্ণনাকে যো মুখ-নিঃসৃত ও সৃষ্ট) 
প্রমাণগঞ্জী হিসেবে উপস্থাপন করতেন না এবং তার এ ব্যাপারে পরিচ্ছন্ন দৃষ্টি 
ছিল যে, সহীহ হাদীছের নির্বাচিত সংকলন হচ্ছে বুখারী ও মুসলিম । 
ফাওয়ায়েদুল ফুওয়াদ নামক গ্রন্থে বলা হয়েছে, জনৈক ব্যক্তি জিজ্ঞাসা করে যে, 
এই হাদীছটি কিরূপ - 1১34 0401৩ 401 ৮৪৪৯ ৭! “দাতা কাফির 
হলেও আল্লাহ্‌র দোস্ত!” তিনি শুনে বললেন, এটা. কোন হাদীছ নয়, কোন 
ব্যক্তির কথিত উত্তি। এক ব্যক্তি আরঘ করল যে, এটা হাদীছ আরবা“ঈনের 
অন্তর্গত অন্যতম হাদীছ। তিনি বললেন, যা কিছু বুখারী ও মুসলিমে আছে 
সেগুলিই সহীহ্‌ ।১ 
" ইল্মের গুরুত্ব 

স্বীয় মাশায়িখে কিরামতের মতই হযরত খাজা নিজামুদদীন (র)-এর দৃষ্টিতেও 
্ইল্মের অত্যন্ত গুরুভু ও মর্যাদা ছিল এবং তিনি একে আধ্যাত্মিক পথের 


এক্ষেত্রে একটা কথা প্রকাশ করে দেওয়া দরকার যে, হযরত খাজা নিজামুদ্বীন (র) বুখারী 
ও মুসলিমের মরতবা সম্পর্কে অবহিত থাকা সত্ত্বেও কিন্তু এমন মনে হয় যে, সিহাহ্‌ সিত্তা 
সাধারণভাবে এবং বুখারী ও মুসলিম বিশেষভাবে ভারতবর্ষে ব্যাপক প্রচলন না হওয়ার 
কারণে এর সাথে 'উলামারে কিরাম ও দুর্গ মাশায়িখ সম্পৃক্ত ছিলেন না। স্বয়ং তিনিও (যদি 
বিভর্ক সভার রোয়েদাদ সঠিক হয় তবে) বিতর্ক সভায়. যে হাদীছগুনিকে সামা হালাল হবার . 
স্বপক্ষে দলীল হিসেবে পেশ করেছিলেন, সেগুলি কোন সিহাহ্‌ সিত্তা গ্রন্থেই নেই। তদুপরি 
মুহান্দিছগণের নিকটও হাদীছগুলির মান এমন কিছু উঁচু নয়। বিপক্ষীয় উলামায়ে 
কিরামও-যাদের অধিকাংশই সে যুগের শ্রেষ্ঠ আলিম-উলামা এবং বিচার বিভাগের গুরুত্বপূর্ণ 
পদে অধিষ্ঠিত ছিলেন-যেভাবে আলোচনা ও দলীল-গ্রমাণ পেশ করেছেন তা থেকে ইল্ষে 
হাদীছে ভাদের অজ্ঞতাই শুধু প্রকাশ পায় নি, বরং একজন “আলিমে দীনের এ ব্যাপারে যে 
ভূমিকা গ্রহণ করা উচিত ছিল সে ক্ষেত্রেও ঘাটতি অনুভূত হয় । সহীহ্‌ হাদীছ গ্রন্থ, মনগড়া ও 
আজগবী হাদীছ এবং হাদীছশান্ের ন্যায়ানুগ ও আপত্তিকর বিষয়াবলী প্রকাশিত না হবার 
কারণে খানকাহ্‌গুলিভে এমন অনেক রসম-রেওয়াজ, এমন কি সিজদা তা'জিমী প্রচলিত ছিল 
এবং বহুবিধ রিওয়ায়েত বিভিন্ন দিন ও মুহুর্তের ফযীলত সম্পর্কে মশহুর ছিল। এগুলি 
_মাশায়িখে কিরামের মলকুযাতগুলিতে অত্যন্ত জোরেশোরে বর্ণনা করা হয়েছে, হাদীছের. 
সহীহ্‌ সংকলনগুলিতে যার কোনই অস্তিত্ব নেই এবং মুহাদ্দিছণণ এ ব্যাপারে কঠোর সমালে- 
1চনা করেছেন । এসব সামনে রেখেই মুহাদ্দিছকুল ও তাঁদের নিষ্ঠাবান ভক্তবৃন্দের প্রাণান্তকর 
প্রচেষ্টার মর্যাদা দেওয়া হচ্ছে খারা ভারতবর্ষে হাদীছণান্্র প্রচার এবং সহীহ ও যঈফ হাদীছের 

মধ্যে পার্থক্য নিরূপণ করেছেন। 


১. ফাওয়ায়েদুল ফুওয়াদ, পৃ, ১০৩1 


পরোপকার ও গভীর বিশ্লেষণ ১২৫ 


পথিকদের সালেকীন-এর জন্য এবং যে সমস্ত লোক হিদায়াত ও তরবিয়তের 
- খিদমত আঞ্জাম দেন তীদের জন্য অত্যন্ত জরুরী মনে করতেন! | 


বাংলার একজন অত্যন্ত প্রতিভাবান যুবক-যিনি পরে আখী সিরাজুদ্দীন নামে 
মশহুর হয়েছিলেন এবং যিনি পাঞ্জুয়ার মশহুর “আলিম চিশতিয়া খানকাহ্র 
প্রতিষ্ঠাতা ও হালকার মধ্যমণি ছিলেন-লাখনৌতি থেকে মুরীদ হওয়ার নিয়তে 
দিল্লী আসেন এবং হযরত খাজার মুরীদ হন। তিনি মাওলানা ফখরুদ্দীন যরাবীকে 
বলেছিলেন, এই যুবক অত্যন্ত যোগ্যতার অধিকারী । যদি কিছু যাহিরী “ইল্ম 
হাসিল করতে পারে তবে দরবেশীতে সে সুদৃঢ় অবদান রাখতে গারবে। এ কথা 
শুনে মাওলানা ফখরদ্দীন আরয করেন যে, আপনি-যদি অনুমতি দেন তবে তাকে 
কিছু দিন আমার সাহচর্যে রেখে জরুরী মাসআলা-মাসায়েল তালীম দিয়ে দিতে 
পারি! এতে তিনি বললেন, সে আপনার মুহব্বভের সবচেয়ে বড় হকদার । 
এরপর মাওলানা ফখরম্দীন তাকে নিজের সাথে নিয়ে যান এবং অল্প দিনেই 
দরকারী “ইল্মের সঙ্গে পরিচিত ও সম্পৃক্ত করে তোলেন। হযরত খাজা 
নিজামুদ্দীন (র)-এর ওফাতের পর ইল্মে পরিপূর্ণতা লাভের জন্য উক্ত হযরত 
কিছু দিন দিল্লীতে অবস্থান করেন। অতঃপর স্বদেশে প্রত্যাবর্তন করেন এবং পূর্ব 
বাংলায় চিশতিয়া নিজামিয়া সিলসিলার প্রচার ও প্রসারে শুরুতুপূর্ণ অবদান 
রাখেন ৯. 


গভীর জ্ঞানরাজি ও প্রবন্ধাদি 


যাহিরী ও বাতিনী “ইলমের ব্যাপকতা, ইখলাস, নিবিষ্ট চিতা ও সুজাহাদার | 
ভিত্তিতে ভিনি লাভ করেছিলেন গভীর ও. বিশুদ্ধ জ্ঞান, বিশ্বেষণাত্মক ও 
পর্যবেক্ষণমূলক অভিজ্ঞতা-যা সাধারণত কামিল ওলী-আওলিয়া ও মহান একনিষ্ঠ 
সাধকদের ভাগ্যে জুটে থাকে-যা অভ্যন্তরীণ পরিচ্ছন্নতা, চারিত্রিক পবিত্রতা এবং 
ইখলাসের অনিবার্য পরিণতি-তাসাওউফপন্থীরা যাকে ইল্মে লাদুন্নীর সমার্থক 
মনে করেন। সিয়ারুল আওলিয়া প্রণেতা বলেন, ইল্ম সম্পর্কিত যখনই কোন 
. আলোচনা হত কিংবা সমস্যা দেখা দিত- তখনই তিনি বাতিনী নূরের আলোকে 
তার সন্তোষজনক জবাব প্রদান করতেন! | 


১, সিয়ারুল ‘আরিফীন ইত্যাদি । 


১২৬ সংগ্রামী সাধকদের ইতিহাস 


তিনি উক্ত সমস্যার ওপর এমনই পাণ্ডিত্যপূৰ্ণ বক্তৃতা দিতেন যে, হাধিরানে 
মজলিস বিস্মিত হয়ে যেত এবং একে অপরকে বলত যে, এটা তো কোন কিতাবী 
জবাব নয়, বরং তা রব্বানী ইলহাম এবং ইলমে লাদুনীর ফয়েয। এর ভিত্তিতে 
শহরের শ্রেষ্ঠতম “উলামায়ে কিরামের মধ্যে যারা *ইল্‌মে তাসাওউফ অস্বীকার 
করতেন এবং ভাসাওউফপন্থীদের যারা কট্টর বিরোধী ছিলেন তারাও হযরত 
খাজা (র)-এর ভক্তে পরিণত হন এবং লঙ্জিত হন নিজেদের জ্ঞানের পরিমাপে ও 
অহমিকায়। CO 


শরীয়তের বিশুদ্ধ ও সঠিক জ্ঞান 


জ্ঞানের এই গভীরতা, সুন্নতের অনুসরণ এবং শরীয়তের বিধি-বিধানের 
ওপর সুদৃঢ় ও অবিচল আস্থা ভার মন-মগজকে এতখানি শান্ত; সুস্থ, সোজা-সরল 
বানিয়েছিল যে, তাসাওউফগন্থীদের. মধ্যে যে সমস্ত বিষয় দীর্ঘকাল থেকে প্রকাশ্য 
শরীয়তের খেলাফ চলে আসছিল এবং অনেক স্থানেই তা তাসাওউফপন্থীদের 
রীতি-নীতি ও স্বাভাবিক নিয়মে পরিণত হয়ে গিয়েছিল, হযরত খাজা নিজায়ুদ্দীন 
(র) সুস্থ মন-মগজে সে সব গ্রহণ করতেন না। তীর রুচি, প্রকৃতি ও 
- পর্যবেক্ষণলন্ধ অভিজ্ঞতা ছিল এর খেলাফ ও পরিপন্থী। 

তাসাওউফপন্থী শিবিরে বহু দিন থেকে এ ধারণা চলে আসছিল বে, 
বিলায়েত নবৃওতের তুলনায় সর্বোত্তম এবং আওলিয়ার মর্যাদা আন্নিয়ায়ে কিরাম 
থেকে বেশী। কেননা বিলায়েত মা'বুদে হাকীকীর সঙ্গে গভীর সম্পৃক্তি এবং 
আল্লাহ্‌ ব্যতীত সমস্ত কিছুর সঙ্গে সম্পর্কচ্যতির নাম। অপরদিকে নবৃওতে 
“(দাওয়াত ও তবলীগের কারণে) সৃষ্টি জণতের সঙ্গে সম্পৃক্ত. থাকতে হয়। 
অতঃপর এর মধ্যেও আরও কয়েকটি দল-উপদল সৃষ্টি হয়ে গেছে। এদের কেউ 
কেউ আবার মনে করেন যে, আহিয়ায়ে কিরামের বিলায়েত নবৃওতের দরজা 
থেকে উত্তম । হযরত খাজা নিজাযুদ্দীন রে) কিন্তু এসব মতবাদ স্বীকার করতেন 
না! ফাওয়ায়েদুল ফুওয়াদ নামক গ্রন্থে বলা হয়েছে যে, হযরত খাজা রে) 
- বলেছেন, এমত মাযহাব বাতিল ও ভ্রান্ত এবং তা এই কারণে যে, যদিও 
আহ্িয়ায়ে কিরাম সৃষ্টি জগতের সঙ্গে সম্পৃক্ত থাকেন, কিন্তু যে মুহূর্তে তাঁরা 
মহাপ্রভুর সঙ্গে মিলিত হন, তার একটি ক্ষুদ্রাতিক্ষুদ্র খুহূর্তও আওলিয়া কিরামের 
সমস্ত সময়-ক্ষণ থেকে বেশী মর্যাদার দাবি রাখে ।১ ইমাম রব্বানী হযরত মুজাদ্দিদ 
আলফে ছানী (র) এতটুকু বাড়িয়েছেন যে, আম্বিয়া কিরাম ঠিক যে 


১. ফাওয়ায়েদুল কুওয়াদ, পৃ. ১২০1 


গরোপকার ও গভীর বিশ্লেষণ ১২৭ 


মুহুর্তে সৃষ্টি জগত নিয়ে ব্যস্ত ও সম্পৃক্ত থাকেন, সে অবস্থায়ও তারা ওলীদের 
আল্লাহ্‌র সঙ্গে সম্পৃক্ত থাকার মুহূর্ত থেকেও আল্লাহ্‌র প্রতি অধিক নিবিষ্ট ও 
সম্পৃক্ত থাকেন। সৃষ্টির প্রতি তাদের সম্পৃক্ততা যেহেতু আল্লাহ্‌র হুকুমেই হয়ে 
থাকে সেহেতু আল্লাহ্‌র সম্পৃক্ততা এশী আদেশের সমার্থক হয়ে থাকে! 


হালাল বস্তু আল্লাহুর পথের প্রতিবন্ধক নয় 

তাসাওউফ সম্পর্কে সাধারণভাবে এটাই বুঝানো হয়েছে ও মশহুর করে 
দেওয়া হয়েছে যে, তাসাওউফ মানেই নিঃসঙ্গ, বেকার তথা কর্মহীন জীবন, আর 
কর্মব্যস্ততা হচ্ছে আল্লাহ্র মিলনপথের প্রতিবন্ধক তথা আধ্যাত্মিক সাধন পথের 
জন্য বিষবৎ। হযরত খাজা (র) ইলমে মা'রিফাত ও হাকীকতের যেই মকামে 
অধিষ্ঠিত ছিলেন এবং উপায়-উপকরণ ও রসম- রেওয়াজ তথা আচার-অনুষ্ঠানের ' 
উর্ধ্বে উঠে পরম লক্ষ্য ও আরাধ্যের প্রতি যেরূপ দৃষ্টি নিবদ্ধ রেখেছিলেন তার 
অর্থ এটাই ছিল যে, তিনি সে পর্যায়কে পেছনে ফেলে বহুদূর সামনে অগ্রসর 
হয়েছিলেন এবং বৈধ ও শরাসম্মত কার্যকলাপের আলোকোজ্্বলতা ও তার 
মাধ্যমে আল্লাহ্‌র নৈকট্য উপনীত হওয়া ভার দৃষ্টির আওতায় ছিল। হযরত খাজা 
সায়্যিদ সুহান্মদ গেসু দরায-এর মলফ্যাত 'জীওয়ামি “উল কালিম'-এ বলা হয়েছে 
যে, হযরত খাজা নিজামুদ্দীন (র) বলেছেন, কোন জিনিস যা বৈধ তা আল্লাহ্‌র 
পথে নিষিদ্ধ ও অধ্যাত্য সাধনার পথে প্রতিবন্ধক নয়? অন্যথায় তা কখনই 
শরীয়তে বিধেয় ও বৈধ হত না।১ 


কলব (আত্মা) আল্লাহ্‌র দিকে নিবিষ্ট হলে কোন বস্তুই ক্ষতিকর নয় 
একবার হযরত খাজা নিজামুদ্দীন রে) বললেন, আল্লাহ্‌র দিকে নিবিষ্টচিত্ত 
এবং পবিত্র আত্মার দরকার । এরপর যে কাজেই থাক, তোমার কোন ক্ষতি হবে 
না। - 
দুনিয়া পরিভ্যাণের হাকীকত 
দুনিয়া পরিত্যাগ এবং প্রকৃত যুহ্দ ও দরবেশীর হাকীকত বর্ণনা করতে গিয়ে 
একবার তিনি বলেনঃ . ২ . . 
দুনিয়া পরিভ্যাগের অর্থ এটা নয় যে, কেউ নিজেকে নগ্ন করে দেবে অর্থাৎ 
নেংটি পরে বসে যাবে ধ্যানে; বরং এর সঠিক অর্থ এই যে, সে কাপড়ও 
পরবে, খানাও খাবে এবং যখনই যা কিছু জুটবে, তাকে কাজে লাগাবে, 


১. জাওয়ামি‘উল কালিম, পৃ. ১৬০ । 
২. অর্থাৎ শরাসম্মত জীবনোপকরণ এবং প্রকাশ্য কাজ-কর্ম ইত্যাদি। 


১২৮ সংগ্রামী সাধকদের ইতিহাস 


কিন্তু ভা কখনই পূঞ্জীভূত করবে না এবং নিজের অন্তর মানসকে কোন বস্তুর 
মধ্যে আবদ্ধ রাখবে না। আর এটাই দুনিয়া পরিত্যাগের অর্থ ৷" 


বাধ্যতামূলক ও ইচ্ছাধীন আনুগত্য . 

তিনি আরও বলেন, আনুগত্য দুই প্রকার $ বাধ্যতামূলক ও ইচ্ছাধীন। 
বাধ্যতামূলক আনুগত্য বলতে বোঝায় তাকেই যার উপকারিতা আনুগত্য 
পোষণকারীর ওপর গিয়ে বর্তায় ; যেমন সালাত, সিয়াম, হজ্জ ও তাসবীহ- 
ভাহলীল ইত্যাদি। ইচ্ছাধীন আনুগত্য বলতে তাকেই বুঝায় যার উপকারিতা, 
শান্তি ও কল্যাণ অন্যেরা লাভ করে ; যেমন মুসলমানদের মধ্যে এঁক্য স্থাপন 
করা, স্সেহ-প্রীতি, অন্যের সঙ্গে সদয় ব্যবহার ইত্যাদি এগুলিকে ইচ্ছাধীন 
আনুগত্য বলা হয়ে থাকে এবং এর ছওয়াবও অসীম ও অপরিমেয়। | 

বাধ্যতামূলক আনুগত্য গ্রহণীয় হবার জন্য বেশি প্রয়োজন ইখলাসের এবং 
ইচ্ছাধীন আনুগত্য যেভাবেই করবে, ছওয়াব মিলবে ।২ 


কাশ্ফ ও কারামত আল্লাহ্র পথের অন্তরায় | 

হযরত খাজা নিজামুদ্দীন (র) আরও বলেছেন যে, ওলী-আওলিয়া থেকে যা - 
কিছু প্রকাশ পায় তা ভীদের নেশা ও মত্ততারই পরিণতি । তা এই জন্য যে, তারা 
নেশাধারী । অপরদিকে আধ্বিয়ায়ে কিরাম সহীহ্‌ 'ও সঠিক বিবেক-বুদ্ধির 
অধিকারী । সালিক (আধ্যাত্মিক পথের পথিক)-এর জন্য কাশৃফ ও কারামত 
অধ্যাত্ম সাধনা পথের অন্তরায়ন্বরূপ। মুহববত দ্বারাই দৃঢ়তা সৃষ্টি হয়।* 
আওলিয়া ও আদ্িয়ায়ে কিরামের জ্ঞান 

তিনি আরও বলেন ঃ মরতথার স্তর তিনটি ৪ তন্মধ্যে প্রথম মরতবা যাকে 
অনুভূতির পরিমাপ বলা হয়; দ্বিতীয়টিকে বুদ্ধির. পরিমাপ এবং তৃতীয়টিকে 
পবিত্রতার পরিমাপ বলা হয়। অনুভূতির পরিমাপের অন্তর্গত বিষয়াদির মধ্যে 
খানাপিনার যাবতীয় দ্রব্য, গন্ধদ্রব্য ইত্যাদি অনুভবযোগ্য বিষয়াদি পরিগণিত | 
-.. এরপর ‘আকল তথা বুদ্ধিগত পরিমাপ যার সম্পর্কে দুটি ‘ইলমের সঙ্গে-একটি 

অর্জিত এবং অপরটি সর্বজনন্বীকৃত বিষয় । কিন্তু “'আলমে কুদ্‌সে পৌছে বুদ্ধির 
সাহায্যে লব্ধ যে কোন ইল্মই সর্বজনস্বীকৃত বলে মালুম হতে থাকে। : 
১. ফাওয়ায়েদুল ফুওয়াদ, পৃ. ১৪ । 


২. ফাওয়ায়েদুল ফুওয়াদ, পৃ. ৭. 
৩. এ, পৃ. ৩৩1 


পরোপকার ও গভীর বিশ্লেষণ ১২৯ 


অতঃপর তিনি, আরও বলেন যে, যার ওপর ‘আলমে কুদসের দরওয়াজা 
খুলে যায় তার ‘আলামত কি হতে পারে? যে ব্যক্তি বুদ্ধিবৃত্তিক জগতে আলমে 
* 'আকল্) থাকেন এবং যিনি কোন কোন মাসআলাকে সৰ্বজনস্বীকৃত অথবা অর্জিত 
জ্ঞানের সাহায্যে সমাধান করেন এবং এর থেকে তিনি একপ্রকার আনন্দ ও তৃত্তি 
লাভ করে থাকেন, ভিনি আলমে কুদসে রাস্তা পান না। এ ক্ষেত্রে তিনি জনৈক 
বুযর্গের ঘটনা বর্ণনা করেন। তিনি বলতেন, অদৃশ্য জগৎ থেকে কিছু জ্ঞান ও 
ঘটনা মনের ওপর দিয়ে বয়ে যায়। আল্লাহ্‌ চাহে তো আমি সেসব লিখব ৷ 
এরপর তিনি অনেক কিছুই লিখলেন। অতঃপর বললেন, অনেক কিছুই লেখা 
হয়েছে, কিন্তু যা ছিল আসল উদ্দেশ্য তা লিপিবদ্ধ করা গেল না।১ 


দুনিয়ার মুহব্বত ও দুশ্মনী 

একদিন আলোচনা হচ্ছিল যে, কারও দুনিয়ার প্রতি মুহ্ব্বত সৃষ্টি হয়ে থাকে 
আর কারও হয়ে থাকে ঘৃণী। তিনি বললেন ৪ তিন ধরনের লোক রয়েছে । কিছু 
লোক রয়েছে যারা দুনিয়ার সঙ্গে মুহববত রাখে এবং দিন-রাত এর চিন্তা- 
ভাবনায় ও স্মরণে থাকে৷ এদের সংখ্যা বহু। কিছু লোক এমনও আছে যারা 
দুনিয়াকে ঘৃণা করে এবং ঘৃণা ও অবজ্ঞাভরে এর নাম উচ্চারণ করে এবং সর্বদাই 
এর দুশমনীতে লিপ্ত থাকে । তৃতীয় প্রকার লোক যারা না দুনিয়ার সাথে 
মুহব্বতের সম্পর্ক রাখে আর না রাখে ঘৃণার সম্পর্ক এবং দুনিয়া প্রসঙ্গে আলোচনা 
করতে গিয়ে না মুহব্বতের সঙ্গে তার নাম. উচ্চারণ করে, আর না ঘৃণা ও 
অবজ্ঞাভরে ৷ এরা প্রথমোক্ত দুই প্রকারের চেয়ে ভাল। এর পর তিনি একটি 
কাহিনী, শোনালেন ৪ জনৈক ব্যক্তি হযরত রাবিয়া বসরী রে)-এর খিদমতে 
উপস্থিত হয়ে দুনিয়াকে ভীষণ নিন্দাবাদ করতে লাগল । হযরত রাবিয়া বসরী রে) 
তাকে বললেন £ মেহেরবানী করে এরপর আর এখানে আসবেন না! মনে হচ্ছে 
- আপনি দুনিয়াকে অত্যন্ত ভালবাসেন, এজন্য বারবার দুনিয়ার আলোচনায় মুখর 
হয়ে উঠেছেন।২ 

একবার তিনি তিলাওয়াতে কুরআন পাকের মরতবা বর্ণনা করতে গিয়ে বল- 
লেন, প্রথম মরতবা এই যে, যা কিছু পড়বে তার অর্থ হৃদয়ে অনুভূত হবে , 

দ্বিতীয় মরতবা এই যে, তিলাওয়াতকালীন মুহুর্তে আল্লাহ্র 'আজমত ও 
শান ও শওকত মনের ওপর দিয়ে প্রবাহিত হবে এবং" তৃতীয় মরতবাঁ, 
ডিলাওয়াতকাীর মানস আলাহকে নিয়ে মশগুল ও লমপ হৰে। 


১. ফাওয়ায়েদুল ফুওয়াদ, পৃ ৬৯। 
২. এ, পৃ. ১৮৯ । 


সামী সাধক (তেয় খও)৯ 


১৩০ সংগ্রামী সাধকদের ইতিহাস 


তিনি বললেন $ কুরআন পাঠকালীন নিদেনপক্ষে এতটুকু বোধশক্তি তো 
আর এই মুল্যবান সম্পদ লাভের এমন ভাগ্যই বা আমার ছিল কোথায়? যদি 
এসর হাসিল না হয় তবে ভিলাওয়াতকালীন যে ছওয়াব ও পুরস্কারের ওয়াদা 
প্রদত্ত হয়েছে তা স্মৃতিপটে জীবন্ত ও ভাস্বর করে ধরে রাখা দরকার ৷ 

যদিও হয়রত খাজা (র), যেমন তিনি কয়েকবারই বলেছেন, কোন লিখিত 
গ্রন্থ রেখে যান নি,২ কিন্তু তার সবচেয়ে বড় শ্রন্থরাজি তাঁরই হাতে প্রশিক্ষণ প্রাপ্ত 
এবং তীরই সাহচর্যে ধন্য ও গৌরবাৰিত সেই সমস্ত মহান খলীফা ও নামযাদা 
সঙ্গী-সাথীবৃন্দ খীরা বিশুদ্ধ আমল ও সঠিক নির্ভেজাল ‘ইল্মের বাস্তব উপলব্ধির 
পরিপন্ধতা কুরআনুল করীমে বর্ণিত ১111 ০৪ ০৪৯৭১ শানের অনুরূপ ছিল। 
আমীর হাসান “আলা সিজযীর ফাওয়ায়েদুল ফুওয়াদ এবং আমীর খোরদ -এর 
সিয়ারুল আওলিয়া গ্রন্থে হযরত খাজা নিজামুদ্দীন আওলিয়া (র)-এর বহু বাণী ও . 
মলফুষাত বর্ণিত হয়েছে যার মধ্যে তীর শান-শওকতের প্রকাশ ঘটেছে। 


১. ফাওয়ায়েদুল ফুওয়াদ, পৃ. ৭১। 
২. ওঁ পৃ. ৪৫; এবং খায়রুল মাজালিস, পৃ. ২৫। 


ষষ্ঠ অধ্যায় 
ফয়েখ ও বরকত 


ঈমানের নব জাগরণ এবং ব্যাপক ও সাধারণ তওবা 


এ সমস্ত ফয়েষ ও বরকত সম্বন্ধে বর্ণনা করার পূর্বে যা হযরত খাজা 
নিজামুদ্দীন (র)-এর সঙ্গে সম্পর্কিত এবং তীর হাতে বায়'আত গ্রহণ ও তওবা 
করার মাধ্যমে লাখ লাখ মুসলমান লাভ করেছিল এবং এমন এক যুগে যখন মুস- ' 
লিম হুকুমত সৌভাগ্যের স্বর্ণ শিখরে আসীন এবং গাফিলতী, আল্লাহ্‌-বিমুখতা, 
আত্মপুজার উপায়-উপকরণের ছিল পূর্ণ যৌবন- এমন একটি নতুন ধর্মীয় ও 
আধ্যাত্মিক (রূহানী) প্রবাহ সৃষ্টি হয়েছে যাকে প্রতিটি অনুভবকারী ব্যক্তিই অনুভব 
করেছেন, সমীচীন মনে হচ্ছে যে, তরীকতের বুষর্গগণের সাধারণ বায়'আত, 
জনগণকে সৎ্পথ প্রদর্শন, ইসলামের উপদেশ প্রদান, তওবার হিকমত ও 
- প্রয়োজনীয়তা বর্ণনা করে দেওয়া যাক যেন জানা যায় যে, কোন্‌ অবস্থা ও 
অনিবার্ধতার কারণে এমত তরীকা ও পদ্ধতি এখতিয়ার করা হয়েছিল এবং এর 
দ্বারা কী ধর্মীয় কল্যাণ ও উপকারিতা লাভ করা গেছে। বর্তমান লেখক “তারীখে 
দাওয়াত ওয়া “আযীমত'-এর প্রথম খণ্ডে হযরত সায়্যিদুনা ‘আবদুল কাদির 
জিলানী রে) সম্পর্কে আলোচনা করতে গিয়ে যা কিছু লিখেছিলেন প্রথমে 
সেটাকেই কিছুটা সংক্ষিপ্ত ও ছাট-কাট করে উদ্ধৃত করছি। 

শ্ৰেষ্ঠ যুগসমূহ অতিক্রান্ত হওয়ার পর জনবসতির বিস্তৃতি, জীবনের দায়িত্ব 

এবং জীবিকার চিন্তা-ভাবনা এত বেড়ে গিয়েছিল যে, বিশিষ্ট শিক্ষা ও 

প্রশিক্ষণের মাধ্যমে সাধারণ শুদ্ধি ও সংস্কার এবং প্রশিক্ষণের কাজ নেয়া 

সম্ভব ছিল না এবং বৃহৎ পরিমাপের কোন ধর্মীয় ও আত্মিক বিপ্লবের 
আশা-ভরসাও করা যেত না। অতএব তখন সামনে কোন্‌ পস্থা-পদ্ধতিই বা. 
খোলা ছিল যার মাধ্যমে মুসলমানরা বিরাট সংখ্যায় নিজেদের ঈমানের 
. পুনর্জাগরণ ঘটাবে, ধশীয়ি দায়িত্ব ও বাধ্যবাধকতাসমূহকে পূর্ণ দায়িত্বানুভূতি 

ও উপলব্ধির সঙ্গে পুনরায় কবুল করবে যাতে করে তাদের মধ্যে নিজেদের 

- ঈমানী চেতনা ও ধৰ্মীয় উদ্দীপনা সৃষ্টি হয়, বিমর্ষ ও মৃত অন্তর-মাঝে পুনরায় * 


১৩২ সংগ্রামী সাধকদের ইতিহাস 


প্রেমের উত্তাপ সৃষ্টি হয়, তাদের ক্লান্ত ও দুর্বল দেহে পুনরায় চলার শক্তি ও 
প্রাণগ্রবাহ সৃষ্টি হয়, কোন একনিষ্ঠ আল্লাহ্ভীরু বান্দার প্রতি তাদের আস্থা 
দৃঢ় হয় এবং তীর থেকে আত্মিক ও প্রবৃত্তিজাত রোগ-ব্যাধিতে সুচিকিৎসা ও 
ধর্মীয় ক্ষেত্রে সঠিক আলো ও .পথ-নির্দেশনা লাভ সম্ভব হয়। পাঠকরা 
নিশ্চয়ই ধারণা লাভে সক্ষম হয়েছেন যে, যেই ইসলামী হুরুমতের মৌলিক 
দায়িত্ব ও কর্তব্য ছিল হিদায়াতের পথ দেখাবার, সেই হুকুমত তার দায়িত্ব 
পালনে শুধু উদাসীন হয়েই যায় নি, বরং তীর রাষ্ট্রপ্রধান ও রাষ্ট্রীয় 
কর্মচারীদের আমল ও কৃতকর্মও সে কাজের জন্য ক্ষতিকর এবং সে-পথের 
অন্তরায় ও প্রতিবন্ধক হয়ে দীড়িয়েছিল। অপরদিকে তারা এমন বদগুমান, 
খেয়াল-খুলীর পূজারী ও সন্দেহপ্রবণ হয়ে উঠেছিল যে, নতুন কোন সংগঠন 
এবং নতুন কোন দাওয়াত কিংবা আহ্বান যার ভেতর নেতৃত্‌ ও কর্তৃত্বের 
সামান্য মাত্র গন্ধও পাওয়া যেত, তারা সেটাকে বরদাশ্ত করতে পারত না, 
সঙ্গে সঙ্গেই ভা নির্মূল করে দিত। এমতাবস্থায় মুসলমানদের মধ্যে নতুন 
ধর্মীয় জীবন, নতুন নিয়ম-শৃঙ্খলা এবং একেবারে গোড়া থেকে নতুনভাবে 
উৎসাহ-উদ্দীপনা ও কর্মতৎপরতা সৃষ্টি করবার জন্য এছাড়া আর কোন্‌ পন্থা 
অবশিষ্ট ছিল যে, আল্লাহ্র কোন ভক্ত ও একনিষ্ঠ বান্দা হুযুর আকরাম 
(সা)-এর প্রবর্তিত ভরীকার ওপর ঈমান ও আমল তথা শরীয়ত অনুসরণের 
ঘায়'আত নেবেন এবং মুসলমান তীর হাতের ওপর হাত রেখে নিজেদের 
পূর্ব অলসতা ও জাহিলিয়াতের জীবন থেকে তওবা করবে-করবে ঈমানী 
চেতনার পুনরুজ্জীবন। অতঃপর সেই নায়েবে রসূল তাদেরকে ধর্মীয় 
বিষয়সমূহে প্রশিক্ষণ দেবেন, নিজের মুল্যবান প্রভাবমন্তিত সাহচর্য, স্বীয় 
প্রেমের অগ্নিক্ফুলিঙ্গ, দৃঢ়তা ও স্বীয় প্রাণের উষ্ণতা থেকে পুনরায় ঈমানী 
উত্তপ্ততা, উষ্ণ প্রেম, একনিষ্ঠতা ও একমাত্র আল্লাহ্‌র উদ্দেশ্যে সকল কিছু 
করবার মানসিকতা, সুন্নতে নববী অনুসরণে আবেগ-উদ্দীপনা এবং 
পারলৌকিক জীবনের প্রতি আগ্রহ সৃষ্টির পরিবেশ সৃষ্টি করবেন! তাদের এই 
নতুন সম্পর্ক থেকে অনুভূত হোক যে, তারা একটি জীবন থেকে তওবা 
করেছে এবং সম্পূর্ণ নতুন আর এক জীবনে পদার্পণ করছে এবং আল্লাহ্র 
যে, এ সমস্ত বার'আতকারীর সংশোধন, নৈতিক ও ধর্মীয় প্রশিক্ষণ এবং 
তাদের দীনী থিদমত আল্লাহ্‌ পাক আমার-উপর স্বোপর্দ করেছেন, আর এই 
মুহববত ও আস্থার কারণে আমার ওপর এক নয়া দায়িত্ব বর্তেছে। অতঃপর 


ফয়েয-ও বরকত ১৩৩ 


তিনি স্বীয় অভিজ্ঞতা ও গবেষণা এবং কুরআনুল করীম ও সুন্নতে নববী 
(সা)-এর মূলনীতি ও শিক্ষা সুতাবিক তাদের ভেতর দ্বহানী ভাবধারা ও 
তাকওয়া এবং তাদের জীবনে ঈমান, গভীর প্রত্যয়, ইখলাস তথা একনিষ্ঠতা 
এবং তাদের আমল ও অবস্থার ভেতর ঈমানী ভাবধারা ও প্রাণপ্রবাহ সঞ্চার 
করতে প্রচেষ্টা চালাবেন। এটাই প্রকৃত হাকীকত সে সব বায়'আত ও 
প্রশিক্ষণের যা ধর্মের একনিষ্ঠ মুবান্লিগণণ যুগে, যুগে ধর্মের পুনরুজ্জীবন ও 
পুনর্জাগরণ এবং মুসলমানদের সংক্কার ও সংশোধনের কাজে পরিচালনা 
করেছেন এবং আল্লাহ্র লাখ লাখ বান্দাকে ঈমানের হাকীকত ও ইহসানের 
মর্যাদায় পৌছিয়ে দিয়েছেন।৯ | 


বায়‘আত একটি অঙ্গীকার ও পারস্পরিক ওয়াদা পালনের নাম 


বায়'আত পেছনের সমস্ত গুনাহ থেকে তওবা এবং আল্লাহ্‌ ও তদীয় রসূল 
(সা)-এর বিধি-বিধান প্রতিপালন এবং সুন্নতে নববীর পূর্ণ অনুসরণ করবার 
পারস্পরিক প্রতিশ্রুতিরই নাম৷ সুলতানুল মাশায়িখ রে) বায়‘আত গ্রহণ করার 
সময় বায়'আতকারীদের থেকে কী শপথ উচ্চারণ করতেন এবং ভবিষ্যতের জন্য 
কী অঙ্গীকারই বা নিতেন কোন জীবনী গ্রন্থেই তার সঠিক বিবরণ পাওয়া যায় 
না। কিন্তু হযরত খাজা নিজামুদীন রে) স্বয়ং স্বীয় শায়খ ও মুরশিদ শায়খুল 
কবীর হযরত খাজা ফরীদুদ্দীন গঞ্জে শকর (র)-এর বায়'আত নেবার তরীকা এবং 
তীর উপদেশাবলীর আলোচনা করেছেন এবং স্বীয় শায়খ-এর সাথে তার যে 
হদ্যতাপূর্ণ সম্পর্ক ছিল-তীকে অনুসরণের যে আবেগ ও প্রেরণা ছিল-তার থেকে 
এ ধারণাই করা চলে যে, তিনিও তেমনিই স্বীয় মুরীদবর্গকে শিক্ষা ও উপদেশ 
প্রদান করে থাকবেন! 
তিনি বলেন, “যখন .কোন ব্যক্তি শায়খুল “আলম শায়খ ফরীদুদ্দীন-এর 
ও সূরা ইখলাস পড় । এরপর সুরা বাকারার শেষ রুকু $=! ০৮4! থেকে শেষ 
পর্যন্ত পড়াতেন। অতঃপর «51 411) ১৫... (১০৮31401৮১০ ০৪এ। of 
২111 2111 3 পর্যন্ত পড়াতেন। এরপর বলতেন £ তোমরা এই দুর্বলের হাতের 
ওপর বায়'আত করে তার শায়খ-এর হাতের ওপর এবং (এই ধারাক্রম অনুসারে) 
হযরত পয়গ্বর (সা)-এর মুবারক হাতের ওপর ও আল্লাহ পাক পরওয়ারদিগারে 
‘আলম-এর সঙ্গে প্রতিজ্ঞা করলে যে, নিজেদের হাত, পা ও চোখকে হিফাষত 
করবে এবং শরীয়ত-নির্দেশিত পথ ও পন্থাসমূহে কায়েম থাকবে ।” 


১৯২ 
১. সিয়ারুল আওলিয়া, পৃ. ৩২৬। 


১৩৪ সং্ঘামী সাধকদের ইতিহাস 


বায়'আতের এই শিক্ষা ও উপদেশাবলীতে ইসলামের বুনিয়াদী 'আকীদাসমূহ 
যেমন এসে গেছে-তেমনি এসে গেছে “শুনব ও অনুসরণ করব”-এর ওয়াদা ও 
অভিথ্রায়ের কথাও। একথাও এসে গেছে যে, আল্লাহ্‌ পাকের দরবারে একমাত্র 
মনোনীত ও গৃহীত ধর্ম হচ্ছে ইসলাম। এর দ্বারা এ অনুভূতিও জাত করে 
দেওয়া হত যে, এই বায়'আত প্রকৃতপক্ষে রসূলুল্লাহ্‌ (সা)-এর পবিত্র হাতের 
ওপরই করা হয়েছে এবং শায়খ-এর হাত সেই মুবারক হাতেরই প্রতিনিধিত্ব 
করছে। এর ছারা আল্লাহ্‌ রাব্বুল “আলামীন-এর সঙ্গেও অঙ্গীকার করা হয়েছে যে, 
বায়‘আতকারী তার হাত-পা ও চোখকে পাপরাশি থেকে হিফাযতে রাখবে এবং 
শরীয়ত-নির্দেশিত পথের ওপর নিজেকে কায়েম রাখবে। ঈমানের পুনর্জাগরণ 
এবং আল্লাহু ও তদীয় রসূল (সা)-এর সঙ্গে নিজের অঙ্গীকার প্রতিপালনের এর 
চাইতে উত্তম বোধগম্য তরীকা আর কী হতে পারে? এটা তো বলা যায় না যে, 
বায়'আতকারীদের শতকরা একশ'ভাগ এ প্রতিজ্ঞার ওপর কায়েম থাকত। তবে 
এ ব্যাপারে কোন সন্দেহের অবকাশ নেই যে, বায়'আতকারীদের একটি বিরাট 
অংশ এই স্বীকারোক্তি ও অঙ্গীকার রক্ষা করত এবং আল্লাহ্‌র হাযার হাযার লাখ 
লাখ বান্দা এই ঈমানী পুনর্জাগরণ ও বিপ্রবাত্বক অবস্থার মাধ্যমে নিজেদের শুধরে 
নিত। 


সাধারণ ও ব্যাপক বায়"'আত-এর হিকমত 

সাধারণ গণমানুষকে বায়'আত ও হিদায়াতের লক্ষ্যে পরিণত করার ক্ষেত্রে 
এ সমস্ত বুযর্গ খোলাখুলি ও সাধারণ অনুমতি দিয়ে রেখেছিলেন এবং সেভাবে 
কোনরূপ পরীক্ষা-নিরীক্ষা, বাছাই-মনোনয়ন ছাড়াই লোকদের অনুমতি ছিল যে, 
ভারা বায়আত গ্রহণ করুক এবং মুরীদ দলভুক্তদের কাতারে শামিল হোক । 
বিশেষ করে হযরত খাজা রে)-এর দরবারে এ অধ্যায়ে যে প্রশস্ত ও উদার 
সুযোগ-সুবিধা ছিল, তাতে কারও কারও খট্কা সৃষ্টি হতে পারে যে, বায়'আত 
যখন একটি অঙ্গীকারের নাম এবং এর সম্পর্ক যখন গোটা জীবনের সঙ্গে জড়িত, 
তখন এতে এত খোলামেলা ও উদারতার সুযোগ রাখা হল কেন? হযরত খাজা 
(র) একবার নিজেই এর উত্তর দিয়েছিলেন এবং এরূপ সাধারণ অনুমতির 
হিকমত বর্ণনা করেছিলেন । 
- মাওলানা বিয়াউদ্দীন বারনী তোরীখে ফীরোযশাহীর প্রণেতা) বলেন যে, 
আমি একদিন সুলতানুল মাশায়িখের খিদমতে হাযির ছিলাম । ইশরাক থেকে 
চাশ্ত পর্যন্ত আমি তীর হৃদয়গ্রাহী ও চিত্তাকর্ষক আলোচনা শুনতে থাকি। এ দিন 
বিশেষ করে অনেক লোকই বায়'আত গ্রহণ করে। এ দৃশ্য দেখে আমার মনে এ 


ফয়েয ও বরকত ১৩৫ 


ধারণার সৃষ্টি হল যে, পূর্ব যমানার বুষর্গগণ মুরীদ করবার ব্যাপারে অত্যন্ত" 
সতর্কতা অবলম্বন করতেন, কিন্তু সুলতানুল মাশয়িখ €র) স্বীয় বদান্যতা ও 
- করুণার কারণে এক্ষেত্রে সাধারণ অনুমতি দিয়ে দিয়েছেন এবং তিনি সাধারণ 
মানুষ ও বিশিষ্ট ব্যক্তি সবাইকে মুরীদ বানিয়ে নিচ্ছেন। আমি চাইলাম যে, এ 
ব্যাপারে তীকে প্রশ্ন করি । সুলতানুল মাশায়িখ স্বীয় কাশ্ফ দ্বারা আমার জিজ্ঞাসা 
সম্পর্কে অবহিত হয়ে বললেন ৪ 
মাওলানা বিয়াউদ্দীন! সব ধরনের কথাই তুমি আমাকে জিজ্ঞাসা করে থাক । 
কিন্তু এটা তো জানতে চাও না যে, কোনরূপ পরীক্ষা-নিরীক্ষা ও পর্যবেক্ষণ 
ছাড়াই যে কোন আগত ব্যক্তিকেই কেন আমি মুরীদ করি। 
একথা শোনার পর আমার শরীর কম্পিত ও রোমাঞ্চিত হল আর আমি তাঁর 
পা আঁকড়ে আরয করলাম যে, বেশ কিছুকাল থেকে আমার অন্তরে এই সমস্যা 
তোলপাড় করে ফিরছিল এবং আজও এ ওয়াসওয়াসা আমার সনে এসেছিল । 
আল্লাহ্‌ পাক আপনার মনে একথার উদয় ঘটিয়েছেন । এরপর তিনি বললেন ৪ 
আল্লাহ্‌ তা'আলা প্রত্যেক যুগে স্বীয় অপার ও পরিপূর্ণ হিকমত-এর একটি 
বৈশিষ্ট্য রেখেছেন। এর পরিণাম এই যে, প্রতিটি যুগের লোকজনের 
জীবন-যাপন পদ্ধতি ও আচার-আচরণ ভিন্ন ভিন্ন হয়ে থাকে এবং তাদের 
মেযাজ ও প্রকৃতি অতীত যুগের লোকদের প্রকৃতি ও চরিত্রের সঙ্গে মিল খায় 
না। অল্প লোকের মধ্যেই এর ব্যতিক্রম লক্ষ্য করা যায়। আর এটা 
অভিজ্ঞতারই ফসল । মুরীদ হবার আসল উদ্দেশ্য তো এটাই যে, মুরীদ 
. আল্লাহ্‌ ব্যতীত আর সমস্ত কিছুর সঙ্গেই সম্পর্ক ছিন্ন করবে এবং একমাত্র 
আল্লাহ্র সঙ্গেই নিজেকে সম্পৃক্ত ও তীরই প্রতি সমর্পিত করবে, যেমনটি 
তাসাওউফের কিতাবগুলিতে লিপিবদ্ধ রয়েছে। পূর্ব যমানার বুযর্গগণ যতক্ষণ 
পর্যন্ত সুরীদের মধ্যে আল্লাহ্‌ ব্যতীত অপর সকল কিছুর সঙ্গেই এই 
- সম্পর্কচ্যুতি লক্ষ্য না করতেন, বায়'আতের জন্য হস্ত প্রসারিত করতেন না। 
কিছু সুলতান আবু সাঈদ আবুল খায়ের-এর রাজত্বকাল থেকে বুযর্গ শ্রেষ্ঠ 
শায়খ ফরীদুল হক ওয়াদ্দীন কে.স.)-এর সময়কাল পর্যন্তএ সমস্ত মহান 
বুষুর্ণ ছিলেন দুনিয়ার বুকে আল্লাহ্‌র নিদর্শনাবলীর অন্যতম । আল্লাহ্র 
বান্দাদের ভীড় এঁদের দরওয়াজায় লেগেই থাকত এবং উচু-নীচু প্রতিটি 
শ্রেণীর লোকই সেখানে সমবেত হত ৷ এ সমস্ত আল্লাহ্‌র বান্দা পারলৌকিক 
দায়িত্বানুভুতির কথা স্মরণ করে ভীত হয়ে এইসব আল্লাহ্‌ প্রেমিক লোকদের 
আশ্রয় আঁকড়ে ধরতে চাইল । তখন এসব মহান বুষর্গও সাধারণ ও বিশিষ্ট 
সর্বশ্রেণীর লোকদেরই বায়'আত কবুল করেছেন এবং খিরকায়ে তওবা ও 
তাবারল্ক দান করেছেন ! 


১৩৬ সংগ্রামী সাধকদের ইতিহাস 


এখন আমি তোমার.সওয়ালের জওয়াব দিচ্ছি, আমি কেন মুরীদ করবার 
ক্ষেত্রে অধিক সতর্কতা অবলম্বন করি না এবং নিজেকে নিশ্চিন্ত করি না। এর 
একটি কারণ এই যে, আমি ধারা-পরম্পরা শুনে আসছি, বহু লোক মুরীদ 
হবার পর অন্যায় ও পাপ কাজ থেকে তওবা করে প্রত্যহ নিয়মিত 
জামা“আতে. সালাভি আদায় করতে থাকে এবং অন্যান্য নফল 
“ইবাদত-বন্দেগীতেও নিজেকে নিয়োজিত রাখে ৷ এখন আমিও যদি শুরু 
থেকেই এ ব্যাপারে শর্ত আরোপ করি যে, তার ভেতর মুরীদ হবার হাকীকত 
(প্রকৃত তাৎপর্য) অর্থাৎ আল্লাহ্‌ ভিন্ন যাবতীয় বস্তু থেকে সম্পর্কচ্যুতির নযীর 
পাওয়া যাচ্ছে কিনা এবং তাকে তওবা ও পবিত্রতার খিরকা না দেই, তবে 
তারা কল্যাণের এ পরিমাণটুকুও-যা এ সমস্ত বান্দার কারণে তাদের ভেতর 
আসছে-তা থেকেও তারা বঞ্চিত হয়ে যাবে। দ্বিতীয় কারণ এই যে, আমি 
দেখছি, একজন মুসলমান অত্যন্ত কাকুতি-মিনতি সহকারে ও 
বিনয়-নম্রভাবে আমার নিকট আসে এবং বলতে থাকে যে, সে সমস্ত গুনাহ 
থেকে তওবা করেছে। আমি তার কথা সত্য মনে করে তাকে বায়'আাত করে 
নিই । বিশেষ করে এজন্য যে, বহু বিশ্বস্ত লোকের মুখে শুনি, অনেক 
বায়'আতকারীই এ বায়'আতের কারণে পাপ ও অন্যায় কাজ থেকে ফিরে 
আসে ।”১ 
জনজীবনে এর প্রভাব 
এই বায়'আত ও সম্পর্ক, যাদ্ধারা মুসলমানদের প্রতিটি শ্রেণী সমভাবে 
উপকৃত ও কল্যাণমণ্ডিত হ'ল, সাধারণ 'জীবন -যিন্দেগী ও সামাজিক জীবন, 
জনগণের চরিত্র, অভ্যাস, কাজ-কর্ম ও সময়ের গতিধারার. ওপর এবং 
শাসকশ্রেণী থেকে শুরু করে শ্রমজীবি শ্রেণী পর্যন্ত মানুষের সামগ্রিক অবস্থার 
ওপর এর কি প্রভাব পড়ল এবং রাজধানী দিল্লীতে যেখানে সারা ভারতবর্ষের 
যুদ্ধলন্ধ সম্পদ__ আর শত শত নয়, হাযার হাধার বছরের ধনভাণ্ডারের 
সোনা-দানা ও হীরা-জহরত, শিল্পী ও কারিগরদের শিল্পজাত দ্রব্যাদি এবং সমগ্র 
দেশের প্রত্যন্ত বিভিন্ন কোণ থেকে উপহার-উপটৌকন, দুর্মূল্য ও দুত্পাপ্য দ্রব্যাদি 
. তওবা ও আল্লাহ্‌র নৈকট্য, পারস্পরিক লেন-দেনে পরিচ্ছন্নতা, স্পষ্ট ভাষণ 
এবং আমানতদারী তথা বিশ্বস্ততার ক্ষেত্রে কেমনতরো অবস্থার সৃষ্টি হয়েছিল 
>. টি ওলিয়া, পৃ. ৩৪৬-৩৪৮ মাওলানা যিয়াউদ্দীন বারনীর ‘হাসরতনামার’ বরাত 
। 


ফয়েয ও বরকত ১৩৭ 


তার বিস্তারিত বিবরণ সে যুগের বিজ্ঞ, দুরদর্শী ও বিশ্বস্ত এতিহাসিক 
বিয়াউদ্দীন বারনীর মুখেই শুনুন। তিনি সুলতান ‘আলাউদ্দীন খিলজীর 
রাজতৃকালের আলোচনা করতে গিয়ে লিখেছেন £ 
সুলতান “আলাউদ্দীনের রাজত্কালের বুযুর্গগণের মধ্য থেকে তাসাওউফের 
পদ শায়খুল ইসলাম হযরত নিজামুদীন, শায়খুল ইসলাম “আলাউদ্দীন এবং 
শায়খুল ইসলাম কুকনুদ্দীন দ্বারা অলংকৃত ছিল । দুনিয়ার একটি উল্লেখযোগ্য 
অংশ এ সমস্ত পবিত্র আত্মার দারা বরকতময় ও সমৃদ্ধিশালী হয় এবং তাদের 
হাতে বায়'আত করে, তাদের সাহায্যে ও সহযোগিতায় পাপী ও গুনাহগার 
লোকেরা তওবা করে, হাযার হাযার পাপাচারী ও বদকার এবং বেনামাধী 
তাদের অন্যায় ও পাপাচার থেকে নিজেদের ফিরিয়ে রাখে এবং চিরদিনের 
জন্য তারা সালাতের পাবন্দ হয়ে যায় এবং গোপনীয়তার সঙ্গে ধর্মীয় 
কার্যকলাপের প্রতি আবেগ-উদ্দীপনা প্রকাশ করে। তাদের তওবা হয়েছিল 
সহীহ্‌ ও বিশুদ্ধ। বাধ্যতামূলক ও ইচ্ছাধীন তথা ফরয ও নফল 
ইবাদত-বন্দেশী তাদের স্বাভাবিক অভ্যাসে পরিণত হয়েছিল এবং 
বস্তুজগতের প্রতি মানুষের স্বাভাবিক লোভ ও আকর্ষণ যা মানুষের কল্যাণ ও 
আনুগত্যের বুনিয়াদ-এ সমস্ত বুযুর্ণের উন্নত ও প্রশংসনীয় চরিত্র এবং 
দুনিয়াবী স্বার্থের প্রতি নির্লোভ ও নিস্পৃহ মন-মানসিকতা দৃষ্টে এদের মন 
থেকে কমে যায়। আধ্যাত্মিক পথের পথিক (সোলিক)-দের নফল “ইবাদত ও 
ওষীফা পাঠের আধিক্য এবং বান্দাহ্সুলভ গুণাবলীর অব্যাহত অনুশীলনী 
দ্বারা তাদের অন্তরে কাশফ ও কারামত লাভের আরযু পয়দা হতে থাকে। 
সে সব মহান বুুর্গের “ইবাদত-বন্দেগী ও কার্যকলাপ এবং পারস্পরিক 
আদান-প্রদানের বরকতের কারণে জনগণের পারস্পরিক আদান-প্রদানের 
মধ্যেও সততা ও ঈমানদারীর সৃষ্টি হয়! তীদের উন্নত চরিত্র, দীনের জন্য 
কঠোর-কঠিন মুজাহাদা ও রিয়াফত পরিদৃষ্টে আল্লাহ্‌ওয়ালা লোকদের 
মন-মানসে নিজেদের আমল-আখলাকেও পরিবর্তনের খাহেশ সৃষ্টি হয় এবং 
এ সব দীনি বাদশাহদের মুহব্বত ও আমল-আখলাকের প্রভাবে আল্লাহ্‌ 
আসমানী বালা-মুসীবতের দরওয়াজা বন্ধ হয়ে যায়! তাঁদের যামানার 
লোকজন দুর্ভিক্ষ ও মহামারীর মুসীবত থেকে রক্ষা পায় এবং তাঁদের 
১. ভারীখে ফীরোষশাহীর উদ্ধৃত অংশের এ অনুবাদ সার্দ সাবাহুদীন রাহমান এম.এ. রেফীক, দারুল 
সুসান্নিফীন)-এর রথ 'বযমে সুফিয়া’ থেকে কাটছাট করে উদ্ধৃত করা হয়েছে। পৃ. ১০৯-২০২। 


১৩৮ সংগ্রামী সাধকদের ইতিহাস 


একনিষ্ঠ ও ভালবাসামণ্তিত ইবাদত-বন্দেগীর বরকতে মোগলদের ফিতনা 
বিলুপ্ত হয় এবং তারাও বিনষ্ট হয়ে যাযাবরে পরিণত হয়। এঁ তিনজন 
বুযুর্ণের অস্তিত্বের কারণে সমসাময়িক কালের শরীয়ত ও তরীকতের সকল 
বিধি-বিধানের বিস্ময়কর শ্রীবৃদ্ধি ও গৌরব লাভ ঘটে । কত না আশ্চর্য ছিল 
সে যুগ যা সুলতান ‘আলাউদ্দীন খিলজীর রাজভ্বকালের শেষ দশ বছরে 
পরিদৃষ্ট হয়েছিল । একদিকে সুলতান “আলাউদ্দীন রাষ্ট্রের সার্বিক কল্যাণের 
জন্য সমস্ত নেশা জাতীয় ও নিষিদ্ধ দ্রব্য এবং পাপাচার ও অন্যায় বিভিন্ন 
প্রকার কঠোর শাস্তির মাধ্যমে বন্ধ করে দেন। অপরদিকে সে যুগেই শায়খুল, 
ইসলাম নিজামুদ্দবীন বায়'আতের দরওয়াজা সাধারণের জন্য খুলে দেন। 
গুনাহগার ও পাপীদের খিরকা পরিধান করান এবং তাদেরকে পাপাচার ও 
অন্যায় থেকে তওবা করিয়ে মুরীদ বানান। সাধারণ মানুষ ও বিশিষ্ট 
ব্যক্তিবর্গ, ধনী-গরীব, বাদশাহ-ফকীর, নিরক্ষর ও শিক্ষিত, আশরাফ ও 
আতরাফ, শহুরে ও গ্রামবাসী, যুদ্ধ বিজয়ী বীর গোষী) ও মুজাহিদ, স্বাধীন ও 
গোলাম সবাইকে তাকওয়া ও পাক-পবিভ্রতার তা'লীম দেন। নারী-পুরুষ, 
বৃদ্ধ-যুবা ও সাধারণ মানুষ, চাকর-বাকর সবাই সালাত আদায় করত এবং 
অধিকাংশ মুরীদ চাশ্ত ও সালাতুল ইশরাকেরও পাবন্দ হয়ে গিয়েছিল। 
স্বাধীন ও সব্বকর্মণীল লোকেরা শহর থেকে গিয়াছণুর পর্যন্ত কতিপয় অবসর 
বিনোদন কেন্দ্রে চবুতরা কায়েম করে দিয়েছিল, ছাপ্ড় ফেলে দিয়েছিল, কুয়া 
খনন করে দিয়েছিল, পানি ভরতি ঘড়া এবং মাটির লোটা রেখে দিয়েছিল, 
দিয়েছিল চাটাই বিছিয়ে ৷ প্রতিটি চবুতরা ও প্রতিটি ছাপড়াতে একজন করে 
চৌকিদার ও একজন কর্মচারী নিযুক্ত করে দিয়েছিল যেন মুরীদ ও 
তওবাকারী সতলোকদের শায়খ নিজামুদ্দীন রে)-এর আত্তানা পর্যন্ত. 
আসা-যাওয়া করতে ও সালাত আদায় করতে কোন বাধাবিপ্নের সম্মুখীন 
হতে না হয়। চবুতরাঁ ও ছাপড়াতে নফল পাঠকারী মুসন্লীদের ভীড় দেখা 
যেত। অধিকাংশ লোকের মাঝে চাশ্ত, ইশরাক, সালাতুল আওয়াবীন, 
তাহাজ্জুদ ও বেলা গড়িয়ে যাবার মুহুর্তের নামাযের প্রচলন হয়ে গিয়েছিল । 
এঁ সব নফল সালাত প্রতিটি ওয়াক্তে কে কত রাকাত আদায় করেছে এবং 
প্রতি রাকাতে কালামে পাকের কোন্‌ সূরা এবং কোন্‌ কোন্‌ আয়াত পড়েছে, 
তা নিয়ে আলাপ-আলোচনা হত। অধিকাংশ নতুন মুরীদ শায়খ (র)-এর 
শায়খ (র) রাতের বেলায় কত রাকাত সালাত আদায় করেন এবং প্রতিটি 
রাকাতে কি পড়েন, “ইশার সালাতের পর রসূলুল্লাহ (সা.)-এর উপর কতবার 


ফয়েয় ও বরকত ১৩৯ 


দরূদ পাঠান এবং শায়খ ফরীদ (র) ও শায়খ বখতিয়ার কাকী (র) 
পড়েন ৷ নতুন মুরীদেরা পুরানো মুরীদদেরকে এবহিধ প্রশ্নই জিজ্ঞেস করত । 
তারা সিয়াম, নফল এবং কম আহার সম্পর্কেও জিজ্ঞেস করত। পুণ্যের এ 
যুগে অধিকাংশ লোকেরই কুরআন পাক হিফ্য করার গভীর আগ্রহ সৃষ্টি হয়ে 
গিয়েছিল। নতুন মুরীদ শায়খ হযরত খাজা নিজামুদ্দীন রে)-এর পুরানো 
প্রশংসনীয় গুণাবলী ও তীদের কার্যকলাপ তথা পারস্পরিক লেনদেন বর্ণনা 
করা ব্যতীত আর কোন কাজ ছিল না। দুনিয়া এবং দুনিয়াদার লোকদের 
সম্পর্কে কোন আলোচনা তাদের মুখেই আসত না। দুনিয়া এবং দুনিয়াবাসীর 
মেলামেশার কাহিনীর প্রতি তাদের কোন আকর্ষণ ছিল না, সেটাকে তারা 
দূষণীয় ও পাপ বলে মনে করত। নফল “ইবাদত-বন্দেগীর আধিক্য ও 
পাবন্দির ব্যাপারগুলো এ বরকতময় যুগে এমত পরমাণে বেড়ে গিয়েছিল 
যে, বাদশাহী মহলের অনেক আমীর-উমারা, সেন্যাধ্যক্ষ, শাহী ফৌজ ও 
নওকর শায়খ রে)-এর সুরীদ হতেন এবং চাশৃত ও সালাতুল ইশরাক আদায় 
করতেন। আইয়াম বিজ'-এর সিয়াম ও যিলহজ্জ মাসের প্রথম দশ দিনের 
সিয়ামও পালন করতেন ৷ আর এমন কোন মহল্লাও ছিল না যেখানে এক 
মাস বিশ দিন পর নেক্কার লোকদের সম্মেলন হত না কিংবা সৃফীদের' 
সামার মহফিল হত না এবং তারা পারস্পরিক কান্নাকাটি করতেন না। শায়খ 
রে)-এর কতিপয় মুরীদ তারাবীহের নামাযে এবং ঘরেও খতমে কুরআন 
করতেন। যে সমস্ত লোক এ বিষয়ে একটি স্থিতি অবস্থায় উপনীত হতে 
সক্ষম হয়েছিল। তারা রমযান মাসে, জুম'আর দিনে এবং ধর্মীয় 
কখনও এক করত না। শায়খ (র)-এর মুরীদদের মধ্যে বীরা উচ্চস্তরের 
ছিলেন তারা সারা বছর ধরেই রাত্রির এক বা দুই-তৃতীয়াংশ তাহাজ্জুদ পাঠে 
কাটিয়ে দিতেন! কোন কোন “ইবাদত্র-গুযার ব্যক্তি 'ইশার সময়কার ওযু 
দিয়েই ফজর আদায় করতেন। শায়খ রৈ)-এর মুরীদদের ভেতর থেকে 
কতিপয় ব্যক্তিকে আমি জানি যে, শায়খ নিজামুদ্দীন (র)-এর ফয়েয ও 
অনুগ্রহ দৃষ্টিলাভে কাশৃফ ও কারামতের অধিকারী হয়েছিলেন। শায়খ 
(র)-এর পবিত্র অস্তিত্ব, তার নিশ্বাসের বরকত এবং তীর মকবুল দু'আর 
কারণে এদেশের অধিকাংশ মুসলমান “ইবাদত-বন্দেগী, তাসাওউফ ও 


১৪০ সংগ্রামী সাধকদের ইতিহাস 


নেককাজের প্রতি আগ্রহ সৃষ্টি হয়েছিল! আলাউদ্দীনের রাজত্ব কালের শেষ 
কয়েক বছরে প্রেমের দালালী, অন্যায় ও পাপাচার, মদ জুয়া ও অশ্লীলতা 
ইত্যাদির নামও উচ্চারিত হত না অধিকাংশ লোকের মুখে । বড় গুনাহ 
জনগণের নিকট কুফরীর সমার্থক বলে প্রতীয়মান হত। মুসলমানরা 
লজ্জাবশত সুদখোরী ও মজুদদারীতে খোলাখুলি লিপ্ত হতে পারত না। 
দোকানদারদের মধ্যে মিথ্যা বলা, ওযনে কম দেওয়া ও ভেজাল মেশানোর 
রেওয়াজ উঠে গিয়েছিল! অধিকাংশ ছাত্র ও বড় বড় লোক যারা শায়খ 
€র)-এর খিদমতে থাকত, ভাসাওউফ ও তরীকতের হুকুম-আহকাম 
সম্পর্কিত কিতাবাদি অধ্যয়নের দিকেই ঝুকে পড়েছিল কুতুল কুলুব, 


মকতুবাতে আয়নুল কুষাত, কাধী হামীদুদ্দীন নাগোরীর লাওয়ায়েহ ও 
লাওয়ামেহ এবং ফাওয়ায়িদুল ফুওয়াদ-এর বহু ক্রেতা ও পাঠক সৃষ্টি হয়ে 
গিয়েছিল? বেশীর ভাগ লোক পুস্তক বিক্রেতাদের কাছে মা'রিফত ও 
হাকীকত সম্পর্কিত কিতাবাদি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করত। এমন কোন 
পাগড়ী পরিহিত ব্যক্তি ছিল না যার পাগড়ীতে মিসওয়াক ও চিরুণী 
দৃষ্টিগোচর হত না। সৃফী-দরবেশদের অতিরিক্ত ক্রয়ের কারণে লোটা ও 
চামড়ার পাত্রের অভাব দেখা দিয়েছিল। মোদ্দা কথা, আল্লাহ্‌ তা'আলা 
হযরত শায়খ নিজামুদ্দীন আওলিয়া (র)-কে অতীত যুগের হযরত শায়খ 
জুনায়দ বাগদাদী (র) এবং শায়খ বায়েখীদ বিস্তামী (র)-এর জীবন্ত 
প্রতিচ্ছবি করেই পয়দা করেছিলেন ৯ 


প্রেমের বাজার 


তওবা, ঈমানী পুনরুজ্জীবন এবং অবস্থার সংস্কার দ্বারা দিল্লীর প্রতিটি 
অলি-গলি প্রভাবিত হচ্ছিল এবং শাহী দরবার ও শাহী মহলসহ “বামে হামার 
সতুন” পর্যন্ত তার ঢেউ গিয়ে পৌছেছিল। একটি নতুন পরিবর্তন এই ছিল যে, 


১, ভারীখে কীরোধশাহী, যিয়াউদ্দীন বারনীকৃত, পৃ ৩৪১-৪৬। 


ফয়েষ ও বরকত ১৪১ 


অস্তিফ-উদ্ভীত অহংকার ও আত্মিক বিমর্ষতার এই জগতে- যেখানে বাশরী ও 
| চিত্তহারী বস্তু ব্যতিরেকে দীর্ঘকাল অন্য কিছুর অসিত ছিল না, সেখানে এশী 
আবেগ-উদ্দীপনার একটি মলয় সমীরণ প্রবাহিত হতে শুরু করে এবং প্রেমের 
সওদার ব্যাপক লেনদেন ঘটে৷ প্রতিটি স্থানে প্রেমের আলোচনা, হাকীকত ও 
মা'রিফতের কথাবার্তা এবং আধ্যাত্মিক ভাবধারাপূর্ণ ও প্রেম স্থলিত কবিতাবলী 
গুঞ্জরিত হতে থাকে। সিয়ারুল আওলিয়া প্রণেতা আমীর খোরদ কি সুন্দর 
লিখেছেন ৪ 

মুহব্বত ও “ইশকের কারবারের যুগে একটি বাজার লেগেছে। সাশা'র 

কাহিনী, ইখলাস ও আনুগত্য, গ্রীতি ও নম্রতা, অন্তরের প্রশান্তি ও প্রেমিকের 

পায়ের ওপর মাথা রেখে দেওয়া ব্যতিরেকে আর কোন কিছুতেই 

জনসাধারণের শাস্তিলাভ ঘটত না।৯ . . 

ইরশাদ ও তরবিয়তের এই সিলসিলা এবং ‘ইশক ও মুহববতের এই 
_তরীকা-পদ্ধতিকে হিন্দস্তানের দূর-দুরাত্তর এলাকা পর্যন্ত ছড়িয়ে দেওয়া এবং 
বহুদিন পর্যন্ত এই সিলসিলা ও পদ্ধতিকে কায়েম ও বহাল র্যখবার জন্য তিনি 
উচ্চ মনোবলসম্পন্ন ও যোগ্যতার অধিকারী আপাদমস্তক একনিষ্ঠ খলীফাদের 
গড়ে তোলার ব্যবস্থা করেন। তাদের ভেতর সে সব গুণ ও পরিপূর্ণতা সৃষ্টির 
প্রয়াস চালান যে সব কামিল বুযর্গদের জন্য অপরিহার্য । তাদের দিয়ে মুজাহাদা 
আধ্যাত্মিক পথের কঠোর-কঠিন সাধনা) করান, তাদের কলব (আত্মা)-এর 
দেখাশোনা করেন, তদের মধ্যে যিনি উচ্চতর যোগ্যতার অধিকারী ছিলেন এবং 
ইল্‌ম-এর অলংকার থেকেও ছিলেন মাহরূম, তিনি তাদের পরিপূর্ণ ‘ইল্ম 
হাসিলের বন্দোবস্ত করেন। তাঁদের মধ্যে যীদের অন্তর থেকে এখন পর্যন্ত 
ৰ বাহাছ-বিতর্কের নেশা কাটে নি, তাদের তিনি শুধরে দেন। যীরা আল্লাহর সৃষ্টি 
জগতকে পথ-প্রদর্শন ও সামাজিক নেতৃতু দেবার যোগ্যতা রাখেন কিন্তু তাদের 
নির্জনবাস, লোকালয় বর্জন, একক ও নিঃসঙ্গ “ইবাদত-বন্দেগী ও মুজাহাদায় 
আগ্রহ ছিল তীদেরকে. তিনি সামাজিক জীবন এখতিয়ার করতে ও আল্লাহ্‌র 
মাখলূকের যুলুম-অত্যাচার বরদাশ্ত করতে বাধ্য ক্ষরেন। সংস্কার ও তরবিয়তের - 
যে দুনিয়াব্যাপী কর্মকাণ্ডের নীলনক্শা তীর সামনে ছিল এবং আপন বিশিষ্ট . 
: সাহীদের থেকে দীনের দাওয়াত ও তবলীগের যে খিদমত নেবার ছিল, সে পথের 
অন্তরায় ও প্রতিবন্ধকতা সৃষ্টিকারী সব কিছুই তিনি বিদুরিত করেন। . 
 দিয়ারুল আওলিয়া, পৃ. ৫১০1 FS | 


১৪২ | সংগামী সাধকদের ইতিহাস 


সিয়ারুল আওলিয়া গ্রন্থে বর্ণিত আছে যে, একদিন অযোধ্যার অধিবাসী, উচ্চ 
মর্যাদাসম্পন্ন দোস্ত ও খাদিমবৃন্দ নিজেদের মধ্যে সিদ্ধান্ত গ্রহণ করে যে, সুলতানুল 
মাশায়িখ (র)-এর নিকট থেকে পঠন-পাঠন ও বাহাছ-বিতর্কের জন্য অনুমতি 
প্রার্থনা.করা হবে । যদিও এ সব দোস্তের মধ্যে প্রত্যেকেই প্রজ্ঞা ও পাণ্ডিত্যের 
অধিকারী “আলিম ছিলেন এবং সুলতানুল মাশায়িখের সোহবত ও সাহচর্যের 
ফয়েয ও বরকতে আল্লাহ্‌র স্মরণে ছিলেন নিরন্তর মশগুল, তথাপি যে কর্মে তারা 
জীবন কাটিয়েছেন তার প্রতি তীরা স্বাভাবিকভাবে তখনও কিছুটা আকৃষ্ট ছিলেন। 
মাওলানা জালালুদ্দীলের নেতৃত্বে সবাই তীর খিদমতে হাযির হলেন। হযরত 
সুলতানুল মাশায়িখ (র)-এর ওপর যিকরে ইলাহীর কারণে এমনি এক নুরে 
তাজাল্লী ছিল যে, লোকেরা তীর সামনে কথা বলার সাহস পেত না । এ ব্যাপারে 
মাওলানা জালালুদ্দীনের সাহসের কিছুটা সুনাম ছিল। তিনি বললেন যে, যদি 
এজাযত দেন তবে সাথী দোস্তরা কোন সময় বাহাছ-আলোচনা করতে পারে। 
সুলতানুল মাশায়িখ রে) বুঝতে পারলেন যে, এটা এখানে উপস্থিত সমস্ত 
উলামায়ে কিরামের সম্মিলিত ইচ্ছাও বটে এবং মাওলানা জালালুদ্দীন এদের 
সবার প্রতিনিধিত্ব করছেন। তিনি বললেন, আমি কি করব, ওদের দিয়ে অন্য 
‘ কোন খিদমত নেওয়াই তো আমার আন্তরিক ইচ্ছা ছিল।৯ 

মাওলানা সায়্যিদ নাসীরুদ্দীন মাহমুদ, যিনি পরে হযরত খাজা (র)-এর 
সর্বশ্রেষ্ঠ খলীফা ও প্রকৃত স্থলাভিষিক্ত হয়েছিলেন এবং চেরাগে দিল্লী নামেই যিনি 
. সারা দুনিয়াব্যাপী খ্যাতিমান ছিলেন, অত্যন্ত আগ্রহী হয়ে ওঠেন কোথাও কোন 
জঙ্গল অথবা পাহাড়ে গিয়ে যিকরে ইলাহীতে মগ্ন হতে। একদিন তিনি আমীর 
খসরূর মাধ্যমে বলে পাঠান যে, অধম অযোধ্যায় বসবাস করে । লোকজনের 
ভীড়ে আমার সাধনার পথে বিঘ্ন সৃষ্টি হয়! যদিংএজাযত দেন তবে আমি কোন 
বিয়াবান ময়দানে কিংবা-কোন পাহাড়ে গিয়ে ঝঞ্ট-ঝামেলামুক্ত হয়ে আল্লাহ্‌র 
ইবাদত করি । আমীর খসর যখন এ পয়গাম পৌছালেন, তিনি বললেন ৪ 

তাকে বলে দিও, তোমাকে জনসমাজে থাকতে হবে এবং মানুষের 

অমানবিক ও অমানুষসুলভ আচার-আচরণকে বরদাশৃত করতে হবে, আর 

বদান্যতা ও ত্যাগের দ্বারাই. এর উত্তর দিতে হবে ।২. 

মাওলানা হুস্সাম়ুদ্দীন মুলতানী খিলাফত প্রাপ্তির পর আরয করেছিলেন যে, 
আপনি যদি অনুমতি দেন তবে শহর ছেড়ে দেই এবং কোন বর্ণাধারার ধারে 
১. সিয়ারুল আওলিয়া, পৃ. ৩০৬1 | 
২, সিয়ারুল আওলিয়া, পৃ. ২৩৭ । 


ফয়েয় ও বরকত ৯৪৩ 


গিয়ে অবস্থান গ্রহণ করি। কেননা শহরে যে পানি মেলে তা কুয়ার আর সে 
পানিতে ওযু করলে অন্তরের প্রশান্তি লাভ ঘটে না?১ এতে তিনি বললেন, “না, 
তুমি শহরেই থাকবে, থাকবে সাধারণ একজন মানুষের মৃত । মন চাচ্ছে তোমাকে 
আরামের জায়গায় নিয়ে যেতে এবং এমন জায়গায় রাখতে যেখানে সামাজিকতার 
কোন বালাই নেই যখনই তুমি শহরের বাইরে গিয়ে পড়বে এবং কোন 
ঝর্ণাধারার কিনারে বসবাস করতে শুরু করবে, তখন বিদেশী ও শহুরে লোকজন 
খুঁজে তোমাকে বের করবে, চারদিকে মশহুর হয়ে পড়বে, যে অমুক জায়গায় 
অমুক দরবেশ অবস্থান করছেন। ফলে জনসাধারণ তোমার সময় নষ্ট করবে। 
তাছাড়া কুয়ার পানির ব্যাপারে আলিমদের মধ্যে মতভেদ থাকলেও শরীয়তের 
দৃষ্টি এ ব্যাপারে অত্যন্ত উদার” 


চিশতী খানকাহ্‌ 

আল্লাহ্‌ তা'আলা হযরত খাজা রে)-কে অত্যন্ত মর্যাদাবান খলীফা 
(প্রতিনিধি) দান করেছিলেন। তন্মধ্যে নিনোক্ত কয়েকজন বিশেষভাবে প্রসিদ্ধ 
ছিলেন ৪ 

১. মাওলানা শামসুদ্দীন ইয়াহইয়া, ২. শায়খ নাসীরম্দ্রীন মাহমুদ, ৩. শায়খ 
কুত্বুদ্দীন মুনাওয়ার হাসভী, ৪. শায়খ হুসসামুদ্দীন মুলতানী, ৫. মাওলানা 

ফখরুদ্দীন ষর্রাবী, ৬. মাওলানা আলাউদ্দীন নীলি, ৭. মাওলানা বুরহান উদ্দীন 

গরীব, ৮. মাওলানা ইউসুফ চুন্দিরী, ৯. মাওলানা সিরাজুদ্দীন আখী সিরাজ, ১০. 
মাওলানা শিহাবুদ্দীন। 


বিশিষ্ট মুরীদবর্গ 

১. খাজা আবূ বকর, ২. মাওলানা মুহীউদ্দীন কাশানী, ৩. মাওলানা 
ওয়াজীহুদ্দীন পায়েলী, ৪. মাওলানা ফখরুদ্দীন মরোধী, ৫. মাওলানা ফসীহদ্দীন, 
৬. আমীর খসরু, ৭. মাওলানা জালালুদ্দীন, ৮. খাজা করীমুদ্দীন সমরকন্দী, ৯, 
আমীর হাসান ‘আলা সিজযী, ১০. কাবী-শরফুদ্দীন, ১১. মাওলানা বাহাউদ্দীন 
আদহামী, ১২. শায়খ মুবারক গোপামভী, ১৩. খাজা মুওয়াইয়িদুদ্দীন কারভী, 
১৪. খাজা তাজুদ্দীন দওরী, ১৫. খাজা থিয়াউদ্বীন বারনী, ১৬. খাজা 
মুওয়াইয়িদুদ্দীন আনসারী, ১৭. খাজা শামসুদ্দীন খওয়াহিরযাদা, ১৮. মাওলানা 
নিজামুদ্দীন শিরারী, ১৯. খাজা সালার, ২০. মাওলানা ফখরু্দীন মিরাবী 1 


১. পানি ভর্তিকারীদের অসতর্কতার দরুন এবং কোন কিছুর এতে পতিত হবার আশংকায়! 


১৪৪ সংগ্রামী সাধকদের ইতিহাস 


এদের মধ্যে হযরত শায়খ নাসীরুদ্দীন চেরাগে দিক্পী (র)-কে তিনি খাস 
খিলাফতনামা প্রদান করেন এবং নিজের স্থলাভিষিক্ত বানিয়ে যান ! তিনি (হযরত 
নাসীরুদদীন চেরাণে দিল্লী) ছিলেন তীর শায়খ (র)-এর পূর্ণ অনুসরণকারী ৷ তিনি 
অত্যন্ত নাযুক ও সঙ্গীন অবস্থাতে এবং কঠিন রাজনৈতিক সংকটেও জনগণের 
হিদায়াতের বাসনায় ইরশাদ ও হিদায়াতের প্রদীপ উজ্জল রেখেছিলেন । 

ফীরোষ তুগলকের সিংহাসনারোহণ এবং এ থেকে ভারতবর্ষের যে ফয়েয ও 
বরকত পৌছেছিল তার ভেতর হযরত সায়্যিদ নাসীরুদ্দীন রে)-এরই হাত ছিল।৯ 
পুরো বত্রিশ বছর পর্যন্ত তিনি চিশতিয়া সিলসিলার কেন্দ্রীয় ব্যবস্থাপনা রাজধানী 
দিল্লীতে বসে অত্যন্ত সাফল্য ও কামিয়াবীর সাথে পরিচালনা করেন। অতঃপর 
আলোর এই প্রদীপ থেকে অন্য প্রদীপ আলোকিত হল যিনি দক্ষিণ ভারতেই শুধু 
নয়, বরং সমগ্র ভারতীয় উপমহাদেশকে ‘ইশক ও মুহববতের উত্তাপ দিয়ে উত্তপ্ত 
" এবং তীর খোশবু দ্বারা সুগন্ধিযুক্ত করে তুলেছিলেন অর্থাৎ হযরত সায়্যিদ মুহাম্মাদ 
গেসু দরায-যিনি গুলবার্গেখ সমাহিত (ওফাত ৮২৫ হিজরী) আছেন। 

হযরত সায়্যিদ নাসীরুদ্দীন চেরাগে দিল্লী রে)-এর অপর খলীফা “আল্লামা 
কামালুদ্দীন (ওফাত ৭৫৬ হিজরী) যার বংশধর ও খলীফাবৃন্দ এই সিলসিলাকে 
এই শতাব্দী পর্যন্ত অত্যন্ত জোরেশোরে কায়েম রাখেন । এই সিলসিলায় হযরত 
ইয়াহইয়া মাদানী, শাহ কলীষুল্লাহ্‌ জাহানাবাদী, মাওলানা শাহ ফখকুদ্দীন 
দেহলভী, খাজা নুর যুহাম্মাদ মাহারভী, শাহ নিয়া আহমদ বেরেলভী এবং খাজা 
সুলায়মান তৌনসভীর ন্যায় মহান বুষর্গ রয়েছেন বীরা “ইশকে ইলাহী তথা এশী 
প্রেমের বাজার রেখেছিলেন গরম ও উত্তপ্ত এবং যারা আল্লাহ্‌র লাখ লাখ বান্দার 
অন্তরমানসকে আল্লাহ্‌র মুহব্বত ও কামনায় ভরপুর করে দিয়েছিলেন।৩ 


হযরত চেরাগে দির্লীর খলীফাদের মধ্যে শায়খ আবদুল মুকতাদির কুন্দী, 
শায়খ থানেশ্বরী এবং শায়খ মখদুম জাহানিয়া জীহাগাশ্ত নামে পরিচিত, 
জালালুদ্দীন হুসায়ন বুখারী বিশেষভাবে ম্মরণীয়। এঁদের প্রত্যেকেই নিজ নিজ 
যুগের বুযর্গ এবং আল্লাহ্‌র বান্দাদের লন্যস্থল ছিলেন। 


১. দেখুন তারীখে কীরুষশাহী, সিরাজ আফীফ কৃত । 

"২, হযরত খাজা সায়্যিদ মুহাম্মাদ গেসু দরাযের জীবন- বৃত্তাপ্ত ও কামালিয়াত সম্পর্কে জানতে হলে স্বতন্ত্র 
পুস্তক প্রণয়ন প্রয়োজন। 

১. এসব বুধর্গের বিস্তারিত জীবন-বৃত্তাপ্ত জানতে হলে দেখুন “ভারীখে মাশারিখে চিশৃভ” -অধ্যাপক 
খালীক আহমদ নিযামীকৃত। 


" ফয়েয ও বরকত ১৪৫ 


দিল্লীর কেন্দ্রীয় খানকাহ্‌র পর দাওয়াত ও হিদায়াতের, মসনদে 
ধারাবাহিকভাবে পরপর হযরত খাজা নিজামুদ্দীন (র) ও হযরত সায়্যিদ 
নাসীরন্দীন চেরাগে দিন্নী রে)-এর ন্যায় মহান দুই বুযুর্গ সমাসীন ছিলেন। 
ভারতবর্ষের পাখুয়া, লখনৌতি, দৌলতাবাদ, গুলবর্গা, বুরহানপুর, যয়েনাবাদ, 
চিশতিয়া খানকাহ কায়েম হয়, ধারা শতাব্দীর পর শতাব্দী এক প্রদীপ থেকে অন্য 

‘প্রদীপ আলোকিত করার ন্যায় দা'ওয়াত ও তবলীগের সিলসিলা কায়েম রাখেন 
এবং ‘ইশক ও মুহববত, সততা ও ইখলাস, উচ্চ মনোবল ও অটুট সংকল্প, 

 খিদমতে খাঁল্‌ক তথা সৃষ্টির সেবা, কুরবানী ও আত্মত্যাগ, বদান্যতা ও 

"দানশীলতা, দারিদ্র্য ও যুহৃদ, ইলম ও মা'রিফতের প্রদীপ আলোকিত রাখেন। এ 
সবের মধ্যে প্রতিটি খানকাহ এবং তার ধর্মীয় ও সংক্কারমূলক কার্যাবলীর জন্য 
একটি বিরাট পুস্তকের দরকার- বিশেষ করে বাংলাদেশে শায়খ “আলাউল হক 
পাণুবী৯, হযরত নূর কুতবুল ‘আলম পাণবী২, দাক্ষিণাত্যে শায়খ বুরহানুদ্দীন 
গরীব-তীর খলীফাদের মধ্যে শায়খ যয়নুদ্দীন, শায়ক ইয়াকুব, শায়খ কামালুদ্দীন 
নাগোরী ফিতানী, অতঃপর তীর খলীফা কুত্বে “আলম “আবদুল্লাহ ইবন মাহমুদ 
ইবন আল-হুসায়ন (ওফাত ৮৫৭ হিজরী) এবং তার ফরবন্দ ও খলীফা শাহ 
“আলম গুজরাটি দারিদ্রের চাটাই-এর আসনে বলে নিজ নিজ যুগে রাজত্ব 
করেছেন। : 

১. শায়খ ‘আলাউদীন ‘আলাউল হক পাগুবীর আসল নাম ওমর ৷ পিতা আর্স'আদ লাহোরী বাংলার উযীর 
পদে সমাসীন ছিলেন। শায়খ 'আলাউল হক হ্যরত মাহবুবে ইলাহীর মশহুর খলীফা আখী সিরাজ 
নামে পরিচিত মাওলানা সিরাজুদ্দীন 'উছমানী আউধী (ওফাত ৭৫৮ হিজরী)-এর খলীফা এবং 
পাঞ্জয়ার মশহুর ‘আলিম ও চিশতী খানকাহ্র প্রতিষ্ঠাতা । সার্যিদ আশরাফ জাহাঙ্গীর সিমনানী (ওফাত 
৮০৮ হিজরী) ভীরই খলীফা ৮০০ হিজরীতে তিনি ইন্তিকাল করেন। 

২. নাম নূরুনীন, উপাধি নুরুল হক ও কুতবে ‘আলম; পিতা শায়খ 'আলাউল হক পাভবীর খলীফা ও 
স্থলাভিষিক্ত ছিলেন। আল্লাহ তা'আলা তীকে অত্যন্ত জনপ্রিয়তা দান করেছিলেন। তার যুগে পাভুয়ার 
খানকাহ ছিল তদানীন্তন ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ চিশভী খানকাহ। মুজাহাদা, খিদমতে খালৃক, 
- বনুগত স্বার্থের রতি নিশ্পৃহতা ও আত্মোৎলর্গ এবং ইলমে হাকীকতে অভ্যত উচ্চ মরতবার অধিকারী 
ছিলেন। খলীফার ভেতর হযরত শায়খ হুসসামুদীন হুসসামুল হক মানিকপুরী (ওফাত ৮৫৩ হিজরী) 

বিশেষভাবে উল্লেখযোগ্য-খীদের পবিত্র সত্তার প্রভাবে বিহার ও অযোধ্যায় চিশতিয়া নিজামিয়া 
সিলসিলার ব্যাপক প্রচার ঘটে । ৮১৮ হিজরীতে তিনি ইন্তিকাল করেন। কিতাবাদির মধ্যে “মুনিসুল 
ফুকারা”, 'আনিসুল গুরাবা', “মাকাতীব কা মাজু'আ' স্মরণীয় । মলফুষাত ও মকতুবাতে গঘবের- 
সরলতা ও প্রভাব বিদ্যমান ৷ নুধহাতুল খাওয়াতির, ওয় জিলদ দ্রষ্টব্য! 


১৪৬ সংগীমী সাধকদের ইতিহাস 


মালবে শায়খ ওয়াহীদুদ্দীন ইউসুফ, শায়খ কামানুদ্দীন, মাওলানা মুগীছুদ্দীন 
প্ৰমুখ, অুয়োধ্যায় হযরত শায়খ মুহাম্মদ মীনা লাখনবী, শায়খ সা'দুদ্দীন কুদওয়াই 
. খায়রাবাদী, শায়খ “আবদুস সামাদ ওরফে সফীউদ্দীন সফীপুরী, শায়খ হুসসামুল 
হক মানিকপুরী, শায়খ “আবদুল করীম. মানিকপুরী এবং শাহ পীর মুহাম্মদ 
সলোনী ও শাহ পীর মুহাম্মাদ লাখনবী বিশেষভাবে উল্লেখযোগ্য । এঁরা সবাই 
নিজামিয়া সিলসিলার মহান বুষর্গ যারা স্ব-স্ব স্থানে হিদায়াত ও তবলীগ এবং 
ভা'লীম ও তরবিয়তের সিলসিলা অত্যন্ত জোরেশোরেই অব্যাহত রেখেছিলেন । 
এঁদের থেকে ফয়েষপ্রাপ্তদের সংখ্যা একমাত্র আল্লাহ্‌ ব্যতিরেকে আর কেউ বলতে 
পারবে নাঁ। | 
এসব খালেস চিশতী খানকাহ্‌ ব্যতিরেকেও ভারতবর্ষের স্থানে স্থানে এমন 
সব নামকরা খানকাহ্‌ও কায়েম ছিল যার মহান বুষর্গ ও সিলসিলার প্রতিষ্ঠাতাদের 
সিলসিলায়ে নিজামিয়ার চিশতী বুযর্গদের সঙ্গে বিশেষ সম্পর্ক ছিল এবং যীরা 
চিশতিয়া তরীকার ব্যাপারে গভীর আগ্রহী ও সম্পৃক্ততার অধিকারী ছিলেন। এর 
ভেতর জৌনপুরের খানকায়ে রূশীদী এবং ফুলওয়ারী শরীফের খানকায়ে মুজীবী 
বিশেষভাবে উল্লেখযোগ্য । খানকায়ে রশীদীর প্রতিষ্ঠাতা হযরত “আল্লামা মুহাম্মাদ 
রশীদ জৌনপুরী (ওফাত ১০৮৩ হিজরী)-এর শায়খ তৈয়ব বেনারসী এবং 
সায়্যিদ আহম:হুল হালীম হুসায়নী মানিকপুরী থেকে চিশাউয়া নিজামিয়া 
সিলসিলার এজাযত হাসিল করেছিলেন । খানকায়ে মুজিবীর প্রতিষ্ঠাতা তাজুল 
'আরিফীন হযরত শাহ মুহাম্মাদ মুজীবুল্লাহ কাদিরী ফুলওয়ারীর (ওফাত ১১৯১ 
- কলন্দর এবং হযরত শাহ ষুঈনুদ্দীন কারজুবীর মাধ্যমে পৌছেছিল। শাহ 
মুঈনুদ্দীন কারজুবী হযরত শায়খ পীর মুহাম্মাদ সলোনীর খলীফা ছিলেন। 
পরিশেষে হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী (র)-এর পবিত্র সত্তা 
নিজামিয়া ও সাবিরিয়া সিলসিলার এবং তার বৈশিষ্ট্য ও বরকতের সমষ্টি ছিল। 
গাঙ্গোহীর মাধ্যমে লাভ করেছিলেন, যিনি অযোধ্যার হযরত দরবেশ ইবন মুহাম্মাদ 
ইবন কাসিম থেকে নিজামিয়া সিলসিলার এজাযত লাভ করেছিলেন। হযরত 


দরবেশ তিন তরীকা (সূত্র) থেকে নিজামিয়া সিলসিলা পেয়েছিলেন ১ 


১. দেখুন 'তাষকিরাতুর রশীদ", ওয় খণ্ড, পৃ. ১০৬। 


সপ্তম অধ্যায়. 
হযরত খাজা (র)-এর তা'লীম ও তরবিয়তের প্রভাব এবং তীর 
খলীফাদের ধর্মীয় ও সংস্কারমূলক খিদমত | 


হযরত সুলতানুল মাশারিখ স্বীয় খলীফা ও মুরীদদের অত্যন্ত যতু-তদবীর ও 
অভিনিবেশ সহকারে প্রয়োজনীয় প্রশিক্ষণ দান করেছিলেন। সুলতান “আলাউদ্দীন 
খিলজীর দরবারের আমীর-উমারা ও রাষ্ট্রীয় প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে 
খাজা মুওয়াইয়িদুদ্দীন ছিলেন একজন উচ্চ গদাধিকারী ব্যক্তি। হযরত খাজা 
রে)-এর সঙ্গে তাঁর সম্পর্ক স্থাপিত হয় এবং এ সম্পর্ক দিনে দিনে এত বৃদ্ধি পায় 
যে, তার মন-মিযাজ রাজদরবারের প্রতি বিরূপ ও বিতুষ্ণ হয়ে ওঠে এবং হযরত 
খাজা রে)-এর খিদমতেই এসে তিনি অবস্থান করতে শুরু করেন সুলতান তীর 
যোগ্যতা ও কর্ম-ক্ষমতায় ছিলেন মুগ্ধ এবং তিনি তীর প্রয়োজন অহরহ অনুভব 
করতেন। একদা সুলতান তীর জনৈক পাহারাদারের মাধ্যমে হযরত খাজা 
(র)-এর নিকট অভিযোগ পেশ করেন এবং বলেন যে; হযরত সবাইকেই তীর 
নিজের মত বানাতে চান । হযরত খাজা রে) এর জবাবে বলেছিলেন, নিজের মত 
কী, আমার চেয়েও উত্তমই বানাতে চাই ন্‌ 

হযরত খাজা (র)-এর সোহবত (সাহচর্য ও সংসর্গ) ও তরবিয়ত দ্বারা শুধু 
"ইবাদত-বন্দেগী ও রিয়াষত-সুজাহাদার গভীর আগ্রহ এবং নিজের সংক্কারশুদ্ধি ও 
উন্নতির চিন্তাই সৃষ্টি হত না, দাওয়াত ও তবলীগের উৎসাহ ও অনুপ্রেরেণা, 
“আমরু বিল মারুফ ওয়ানাহী 'আনিল মুনকার” তথা সৎকাজের আদেশ ও 
অসৎকাজ থেকে নিষেধে হিন্মত ও উচ্চ' মনোবল, তৎকালীন যুগের সুলতানদের 
সামনে কালেমায়ে হক তথা হক-কথা বলার সাহসিকতা ও নির্তীকতাও সৃষ্টি হত৷ 
এটা ছিল আল্লাহ্‌র নাম এবং আল্লাহ্‌র বান্দাদের সাহচর্ষের অনিবার্য সুফল। যে 
স্বাভাবিকভাবেই বিদায় নেবে এবং যে অন্তর দুনিয়ার প্রতি লোভ-লালসা থেকে 


১৪৮ সংগ্রামী সাধকদের ইতিহাস 


মুক্ত ও স্বাধীনতার ওপর কারও ভীতি যেমন কার্যকর হয় না, তেমনি তারও 
কাউকে ভয় পাবার কোন কারণ থাকে না। যার সামনে স্রষ্টার মহান মর্যাদা এবং 
সৃষ্টি জগতের যথার্থ অবস্থান ও স্থান প্রকাশিত হয়ে গেছে- সে দুনিয়ার, 
রাজা-বাদশাহদের শান-শওকত এবং তাদের দরবারের জীকজমক, তাদের 
গোলাম-নফর ও বাজকর্মচারীদের কাতারবন্দী, সম্মুখ দৃষ্টি ও হাকডাককে 
বাচ্চাদের খেলাধূলা ও ডাঙা-গড়ার -মিছামিছি কৌতুকের বেশী এতটুকু গুরুত্ব 
দেয় না এবং জীকজমকপুর্ণ কোন প্রদর্শনীর স্থলে সত্য কথনে ও হক-কথা 
উচ্চারণে তাদেরকে কখনও বিরত রাখতে পারে না। এটাই তাওহীদবাদিতা ও 
নির্জনতার স্বাভাবিক পরিণতি, প্রকৃত তাসাওউফের বৈশিষ্ট্য এবং আল্লাহ্‌র বান্দা 
ও কামিল দরবেশের রীতি । 


হযরত খাজা রে)-এর প্রশিক্ষণপ্রাপ্ত খাদিম ও সুরীদবৃন্দ এশী প্রেম, সত্য 
‘কথন ও নির্ভীকতার এমন সব নমুনা পেশ করে গেছেন যার নবীর মেলা খুবই 
কঠিন। 
তত্কালীন সুলতানদের সঙ্গে নির্ভীকতা ও স্পট্টবাদিতার নমুনা. . 

সুলতান মুহাম্মাদ তুণলকের শান-শওকত ও জীকজমক সম্পর্কে ইতিহাসের 
ছাত্র মাত্রেই অবহিত। সুলতানকে একবার হাসীর কাছ দিয়ে অতিক্রম করতে 
হয়। সেখান থেকে চার ক্রোশ দূরে অবস্থিত বংশী নামক স্থানে শাহী ভীরু 
হৃদয়হীনতা ও নিষ্ঠুরতার জন্য যে ছিল-বিখ্যাত- সে সময় হীসীর কেল্লা 
পরিদর্শনের জন্য পাঠান! সে যখন হযরত শায়খ কুত্রুদ্দীন মুনাওয়ার (হযরত 
শায়খ জামানুদ্দীন হীসোভীর পৌত্র এবং হযরত সুলতানুল মাশায়িখের খলীফা) 
এর বাড়ির নিকটে গিয়ে উপস্থিত হয় তখন জিজ্ঞাসা করে যে, এ বাড়ী কারঃ 
লোকজন বলল, এটা সুলতানুল মাশায়িখের খলীফা শায়খ কুত্রুদ্দীন মুনাওয়ারের 
বাড়ি। এতে সে বলল, অত্যন্ত আশ্চর্যের কথা যে, বাদশাহ এতদ অঞ্চলে পদার্পণ 
করেছেন, অথচ শায়খজী তাকে সালাম করবার জন্য একবারও হাযির হলেন না! 
. মুখলেসুল মুলক বাদশাহর কাছে ফিরে গিয়ে সব কিছু বিবৃত করল এবং এও 
বলল যে, হীসীতে সুলতানুল মাশায়িখের .একজন খলীফা আছেন যিনি 
জীহাপনাকে সালাম দিতে হাযির হন নাই । বাদশাহ একথা শুনে রেগে যান এবং 
তক্ষুণি হাসান সার বুরহানাকে যে ছিল একজন অহংকারী ও জীকজমকপ্রির 
লোক, শায়খ কুত্বুদ্দীনকে আনবার জন্য পাঠান । হাসান সার বুরহানা বাড়ির 
কাছে গিয়ে একাকী পায়ে হেঁটে শায়খজীর দহলিজে এসে অত্যন্ত বিনীতভাবে 


খাজা (এর তানীম ও তরবিয়তের রব এবং তর ধলীফাদর য় ওসংার্ূবক দাত. ১৪৯ 


উপবেশন করেন। শায়খজী তীকে ডেকে পাঠান। হাসান সার বুরহাঁনা গিয়ে 
আরয করলেন যে, বাদশাহ আপনাকে ডেকে পাঠিয়েছেন তিনি বললেন, এতে 
কি আমার কোন এখতিয়ার আছে? হাসান বললেন £ আমার ওপর বাদশাহী হুকুম 
যে কোনভাবেই হোক না কেন, আমি যেন আপনাকে নিয়ে যাই। শায়খ বললেন, 
আলহামদুলিল্লাহ্‌, আমি নিজ এখতিয়ারে যাচ্ছি না। অতঃপর গৃহবাসীদের উদ্দেশ্য 
করে বললেন, “আমি তোমাদেরকে আল্লাহ্‌র হাতে সোপর্দ করলাম” এই বলেই 
মুসাললা কাধের ওপর ফেলে এবং লাঠি হাতে পদ্বজেই রওয়ানা হয়ে পড়েন। 
হাসান সার বুরহানা সওয়ারির কথা বলতেই তিনি অস্বীকৃতি জানিয়ে বললেন, 
আমার শক্তি আছে, আমি পায়ে হেঁটে যেতে পারি। বংশী পৌছুতে সুলতান খবর 
পেলেন এবং শায়খকে দিল্লী যাবার নির্দেশ দিলেন। দিল্লী পৌছে শাহী দরবারে 
ডেকে পাঠালেন। শায়খ তত্কালীন নায়েবে বারবাক ফীরোধ শাহকে বললেন যে, 
আমরা ফকীর মানুষ, শাহী দরবারের আদব-কায়দা সম্পর্কে কিছু জানি না। 
আপনি যেভাবে পরামর্শ দেবেন সেভাবেই তা পালিত হবে৷ ফীরোষ শাহ ছিলেন : 
বিশুদ্ধ ‘আকীদার অধিকারী ও ফকীর প্রিয় মানুষ৷ তিনি বললেন যে, লোকে 
আপনার সম্পর্কে অনেক কিছুই বাদশাহ্র কানে লাগিয়েছে । আপনি যদি কিছুটা 
বিনয় ও তাজীমের সাথে কাজ করেন তবে উত্তম হবে। তিনি শাহী মহলের 
দহলিজে পা রাখতেই রাজ্যের আমীর-উমারা, ঘোষক নেকীব) সবাইকে দাড়িয়ে 
থাকতে দেখতে পান। সাহেবযাদা নুরুদ্দীন হাঁসি থেকে একই সঙ্গে এসেছিলেন। 
তীর বয়স ছিল কম এবং তিনি ইতোপূর্বে রাজা-বাদশাহদের দরবার দেখেন নি 
বিধায় ভীত হয়ে পড়েন ৷ শায়খ কুত্বুদ্দীন মুনাওয়ার তাকে ডেকে বললেন, বাবা 
নূরদদদীনা! «11 ৮১১৫1 ২০১11 “শ্রেষ্ঠত্ব ও মর্যাদা আল্লাহ্‌র জন্য” 
সাহেবযাদা নুরুদ্দীন বলেন যে, একথা শুনতেই আমার ভেতরে একটি শক্তির 
সঞ্চার হল, সমস্ত ভয়-ভীতি দূর হতে লাগল । রাজ্যের যে সমস্ত আমীর-উমারা 
সেখানে দীড়িয়েছিল, তারা আমার নিকট একদম বকরীবৎ মনে হতে লাগল । 
সুলতান যখন জানতে পারলেন যে, শায়খজী আসছেন তখনই তিনি দাঁড়িয়ে 
গেলেন এবং তীর-ধনুক হাতে নিয়ে তীরন্দাধীতে মশগুল হয়ে পড়লেন! শায়খ 
কাছে আসতেই স্বাভাবিক নিয়মের খেলাফ তাঁকে তাঁ“জীম ও মুসাফাহা করলেন 
শায়খ অত্যন্ত শক্তভাবে বাদশাহর হাত আঁকড়ে ধরেন। বাদশাহ বলেন, আমি 
আপনার এলাকায় গিয়েছিলাম । আপনি আমাকে অভ্যর্থনাও জানান নি, এমনকি 
আমার সাথে একবার সাক্ষাতও করেন নি। শায়খজী বললেন, এ দরবেশ 
নিজেকে এতখাঁনি যোগ্য মনে করে না যে, বাদশাহ্‌র সঙ্গে মুলাকাভ 


১৫০ সংগ্রামী সাধকদের ইতিহাস, 


করবে। এক কোণে পড়ে বাদশাহ ও মুসলিম জনসাধারণের জন্য 
দু'আ-খায়েরে মশগুল আছি। অক্ষম মনে করে রেহাই দিলে খুশী হই। 
বাদশাহ এতে অত্যন্ত প্রভাবিত হন। আপন ভ্রাতা ফীরোষ শাহকে বলেন, 
শায়খজীর যেমনটি মর্ষি তেমনটিই কর। শায়খ মুনাওয়ার বললেন, 
বাপ-দাদার ভিটে-মাটিতে গিয়ে. এক কোণে পড়ে থাকতে পারাট্রাই আমার 
মত ফকীরের লক্ষ্য-উদ্দেশ্য। ফীরোয শাহ এ আকাজ্ষা তৎক্ষণাৎ পুরণ 
করলেন । শায়খজীর প্রত্যাবর্তনের পর বাদশাহ একজন আমীরকে বললেন 
যে, যে সমস্ত বুযর্গের সঙ্গে সুসাফাহা করার সুযোগ আমার হয়েছে তাদের 
মধ্যে যারাই আমার সঙ্গে হাত মিলিয়েছেন তাদেরই হাতে আমি কাপুনি 
লক্ষ্য করেছি। কিন্তু শায়খ মুনাওয়ার এতখানি শক্তভাবে মুসাফাহা করলেন 
যে, তার ওপর আমার কোন প্রভাব পড়েছে বলে মনে হচ্ছিল না । 


বাদশাহ ফীরোব শাহ এবং মাওলানা থিয়াউদ্দীন বারনীকে তৎকালীন এক 
লাখ তংকা’ সমেত শেখ মুনাওয়ারের খিদমতে পাঠান। (তংকা দর্শনে) শায়খ 
বলেন, এই দরবেশ এক লাখ তংকা গ্রহণ থেকে আল্লাহ্‌র দরবারে আশ্রয় প্রার্থনা 
করছে। প্রেরিত শাহী প্রতিনিধিদ্ধয় ফিরে এসে সুলতানকে সব কিছু অবহিত 
করেন! সুলতান বললেন, এক লাখ যদি কবুল না করেন তবে পঞ্চাশ হাযারই 
তীর খিদমতে পেশ কর। কিন্তু শায়খ তাও কবুল করলেন না। সুলতান এতে . 
বললেন, যদি শায়খ এটাও কবুল না করেন তবে লোকে আমাকে কি বলবে! শেষ 
পর্যন্ত তংকার অংক দু'হাযারে এসে দীড়ায়। ফীরোধ শাহ ও মাওলানা যিয়াউদ্দীন 
শেঘাবধি আরয করলেন যে, এর কম অংকের কথা আমরা বাদশাহর সামনে 
কিছুতেই আলোচনা করতে পারি না। শায়খ বললেন, সুবহানাল্লাহ! দরবেশের 
তো দু'সের চাল-ডাল এবং এক রত্তি থি-ই যথেষ্ট । সে এই হাযার হাষার টাকা 
দিয়ে কি করবে! অবশেষে অনেক চেষ্টা-তদবীর ও তালবাহানার আশ্রয় গ্রহণ 
করে এবং এই কথা বলে যে, শাহী উপহার গ্রহণে একেবারে অস্বীকৃতি জানানোর 
ফলে বাদশাহ নিজেকে অসন্তুষ্ট ও অপমানিত বোধ করবেন তাকে মাত্র 
দু'হাযার তংকা গ্রহণ করতে রাষী করানো হয় এবং তিনি সে তংকা আধ্যাত্মিক 
পথের সাধকবৃন্দ ও অভাবী লোকদের মাঝে বিলিয়ে দিয়ে হাঁসি ফিরে যান।৯ 


যে সময় সুলতান মুহাম্মাদ তুগলক দিল্লীর অধিবাসীদেরকে. দেবগীরে 
স্থানান্তরের নির্দেশ দেন-তখন তিনি দৃঢ় সংকল্পবদ্ধ হন যে, তিনি তুর্কিস্তান ও 
. খুরাসানকে স্বীয় সাম্রাজ্যভুক্ত করবেন এবং চেঙ্গীয খানের বংশধরদের ভিত্তি 
১. তংকা বা তঙ্গা ছিল সে যুগের ভারতবীয় মুদ্রা । এতে এক তোলা রৌপ্য থাকত, ভুকী শব্দ যার অর্থ 
সাদা-ওভ্র অর্থাৎ রৌপ্য যুদ্রা। 
১. সিয়ারুল আওলিয়া, পৃ. ২৫৩, ৩৫৫। 


খাজা (র)-এর তা'লীম ও ভরবিয়তের প্রভাব এবং তীর খলীফানের ধর্মীয় ও সংস্কারমুনক বিদমত ১৫১ 


উপড়ে দেবেন। সে সময়েই হুকুম হয় যে, দিল্লী ও তৎসন্নিহিত এলাকার 
জনসাধারণ শ্রেণী-নির্বিশেষে যেন হাযির হয়, বড় বড় তীবু সংস্থাপিত হয়, এ 
- সমস্ত তীবুতে মিষ্বর স্থাপন করা হয় এবং উক্ত মিনবরে উঠে শ্রদ্ধেয় ‘আলিমবৃন্দ 
যেন ভাষণ দেন ও জিহাদের উৎসাহ প্রদান করেন। এদিন হযরত খাজা 
নিজামুদ্দীন রে)-এর খাস খলীফা মাওলানা ফখরুদ্দীন যাররাবী, মাওলানা 
শামসুদ্দীন ইয়াহ্‌ইয়া এবং শায়খ নাসীরদদ্দীন মাহমুদকে ডেকে পাঠানো হয়। 
ভক্ত ও মুরীদ এবং মাওলানা ফখরুদ্দীন খাররাবীর শাগরিদ! মাওলানা 
ফখরুদ্দীনকে সর্বাগ্রে শাহী দরবারে আনা হয়। সুলতানের সঙ্গে ফুলাকাতে 
মাওলানা অত্যন্ত অনিচ্ছুক ছিলেন। কয়েকবারই তিনি বলেন যে, আমি আমার 
মাথাকে এ ব্যক্তির দরবারে কর্তিত ও পতিত অবস্থায় দেখতে পাচ্ছি। অর্থাৎ 
আমি হক-কথা বলতে বিরত হব না যেমন, তেমনি এ লোকও আমাকে মাফ 
করবে লাঁ। মাওলানা যখন শাহী দরবারে প্রবেশ করেন তখন শায়খ কুত্বুদ্দীন 
দবীর মাওলানার 'জুতা উঠিয়ে নেন এবং খাদিমের ন্যায় বগলে চেপে দাঁড়িয়ে 
পড়েন। সুলতান এতে কিছু বলেন না এবং মাওলানা ফখরুদ্দীনের সঙ্গে 
কথাবার্তার মশগুল হয়ে পড়েন। সুলতান বলেন £ আমার ধারণা যে, আমি 
চেঙ্গীয খানের বংশধরদের সমূলে উৎপাটন করি। আপনারা কি আমাকে এ 
ব্যাপারে সহযোগিতা দেবেন? মওলানা জবাবে “ইনশাআল্লাহ' বললেন অর্থাৎ 
. আল্লাহ্‌ যদি ইচ্ছে করেন তবেই সহযোগিতা করতে পারি। সুলতান বললেন, এটা 
তো সন্দেহমূলক কথা। মাওলানা বললেন, ভবিষ্যত সংক্রান্ত ব্যাপারে এমনটিই 
বলা হয়ে থাকে। সুলতান এ.কথা শুনে হৌচট খেলেন এবং বললেন, আমাকে 
. কিছু নসীহত করুন। মাওলানা বললেন, ক্রোধ দমন করুন৷ সুলতান বললেন, 
কোন্‌ ধরনের ক্রোধ? মাওলানা বললেন, হিংস্র প্রাণীর ক্রোধ এবার সুলতান 
এতখানি ক্রোধাব্বিত হন যে, তীর চেহারায় তা প্রকাশ পাচ্ছিল, কিন্তু এর বাহ্যিক 
প্রকাশ থেকে তিনি বিরত'থাকেন। এরপর সুলতান খাবার নিয়ে আসার জন্য . 
আদেশ করেন। খাবার আনা হল। সুলতান এবং মাওলানা দু'জনেই একই পাত্রে 
খাচ্ছিলেন। মাওলানা এত অনিচ্ছা ও বিরক্তির সঙ্গে খাবার খাচ্ছিলেন যেন মনে 
হচ্ছিল যে, তিনি সুলতানের সঙ্গে একই পাত্রে খাবার গ্রহণ পসন্দ করছেন না। 
সুলতান অধিকতর ঘনিষ্ঠতা প্রকাশের নিমিত্ত হাড্ডি থেকে গোশত আলাদা করে 
করে মাওলানার সামনে রাখছিলেন আর মাওলানা অত্যন্ত বিরক্তি ও বিতৃষ্ার 
সঙ্গে অল্প-স্বল্প খাচ্ছিলেন। অতঃপর দস্তরখানা বিস্তৃত করা হয় এবং সুলতান - 
- মাওলানাকে বিদায় দেন। বিদায় মুহুর্তে একটি পশমী পোশাক এবং টাকার 


১৫২ সংগ্রামী সাধকদের ইতিহাস 


একটি থলে পেশ করেন কিন্তু মাওলানার হাতে এ সব খেলাত ও টাকার থলে 
আসবার আগেই শায়খ কুত্বুদ্দীন দবীর রে), হাত বাড়িয়ে সেটাকে নিয়ে নেন। 
মাওলানা বিদায় হবার পর সুলতান শায়খ কুত্বুদ্দীন দবীরকে বলেন, ওহে 
ধোঁকাবাজ! তুমি এসব কী করলে? প্রথমে ফখ্রুদ্দীনের জুতা নিজের বগলে 
নিলে, অতঃগর ভীর খেলাত ও টাকার থলেও নিজে সামলে নিলে এবং তাকে 
আমার তলোয়ারের হাত থেকে বাঁচিয়ে দিলে, আর সে বিপদ নিজের মাথায় বরণ 
করে নিলে! শায়খ কুত্বুদ্দীন দবীর বললেন যে, মাওলানা ফখরুদ্দীন আমার 
উত্তাদ এবং আমার মুরশিদের খলীফাও বটেন। আমার জন্য এটাই সমীচীন ছিল 
যে, তীর জুতা শ্রদ্ধাভরে আমি মাথায় তুলে নিই-বগলে নেয়া তো অত্যন্ত ছোট 
ব্যাপার । আর এসব খেলাত ও টাকার থলে এমন কিইবা গুরু রাখে! সুলতান 
বললেন, এসব কুফরী “আকীদা ছেড়ে দাও, অন্যথায় আমি তোমাকে কতল 
করব। শেষে যখনই মাওলানা ফখরন্দীন যাররাবী (র)-এর আলোচনা সুলতানের 
দরবারে উঠত, তখনই সুলতান হাত কচলিয়ে বলতেন, আফসোস! ফখরদদ্দীন 
আমার রূক্তলোলুপ তলোয়ারের হাত থেকে বেঁচে গেল। 


ইসলামী সালতানাতের পথপ্রদর্শন ও তত্ত্বাবধান 

চিশতিয়া তরীকার মহান বুযর্গগণ যদিও যুগের সুলতান-বাদশাহ্‌দের সংশ্বব 
বর্জন এবং শাহী দরবার থেকে দূরত্বে থাকবার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং এটাকেই 
নিজের ও নিজেদের গোটা সিলসিলার চিরন্তন উসুল তথা মূলনীতি বানিয়ে 
নিয়েছিলেন, কিন্তু যুগের সুলতান ও বাদশাহ্দের সত্য-সঠিক পথপ্রদর্শন এবং 
তত্বাবধানের দায়িত্ব পালনে তাঁরা আদৌ গাফিল ছিলেন না এবং যখনই কোন 
সঠিক পরামর্শ অথবা কোন নির্বাচন, মনোনয়ন কিংবা নিজের রূহানী প্রভাব 
ব্যবহার করবার মওকা মিলত, তখনই তাঁরা এই সুবর্ণ সুষোগকে কিছুতেই 
হাতছাড়া করতেন না। ভারতবর্ষের কেন্দ্রীয় সাম্রাজের কয়েকজন শাসক এবং 
প্রদেশ ও স্বায়ত্রসাসিত রাজ্যগুলির কয়েকজন প্রশাসক এসব চিশতিয়া সিলসিলার 
বুষর্গগণের সঙ্গে ভক্তি-্রদ্ধা ও শ্রীতির সম্পর্ক রাখতেন। এই সম্পর্ক থেকে অনেক 
অনাসৃষ্টি ও ফিতনা-ফাসাদ দূরীভূত হয় এবং অনেক নিষিদ্ধ ও অনাচারমুলক - 
কার্যকলাপের সুলোৎপাটন এবং বহু আহকামে শরীয়তের প্রচলন ঘটে । 

ভারতবর্ষের সুলতানদের মধ্যে সুলতান ফীরোয তুগলক স্বীয় উত্তম চরিত্র, 
প্রজাবাৎসল্য, দয়া প্রদর্শন, শাত্তিপ্রিয়তা, জনকল্যাণ, যুলুম-অত্যাচারের 
মুলোৎপাটন, ইসলাম প্রচারের আগ্রহ, মাদরাসা কায়েম ইত্যাদি বিষয়ে যে বিশেষ 


১. সিয়ারুল আওলিয়া, পৃ. ২৭ ও ১৭৩। 


খাজা (র)-এর ত'লীম ও তরবিয়তের প্রভাব এবং তীর খলীফাদের ধর্মীয় ও সংস্কারমূলক খিদমৃত ১৫৩ 


বৈশিষ্ট্যের দাবিদার ছিলেন, সম্ভবত অপর কোন শাসকই তেমনটি ছিলেন না। 
“সিরাজ আফীফ’ এবং “তারীখে ফীরোযশাহী'তে এই বাদশাহর গঠনমূলক 
কার্যাবলী এবং সে যুগের কল্যাণ ও বরকত, শান্তি ও নিরাপত্তা সম্পর্কে কিছুটা 
আলোচনা করা হয়েছে। 

_ তারীখে ফিরিশতার লেখক লিখেছেন ৪ 

তিনি একজন মহান ন্যায়বিচারক, জদ্র ও দয়ালু, পরোপকারী ও ধৈর্যশীল 

বাদশাহ ছিলেন। প্রজাবৃন্দ ও সৈন্যবাহিনী সবাই তীর ওপর সন্তুষ্ট ছিল। তীর 

শাসনামলে কেউ যুলুম করতে সাহস পেত না ।১ 

- লেখক তীর শীসননীতির তিনটি বড় বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন ৪ 

১. তিনি কোন মুসলমান কিংবা কোন যিশ্মীকে বন্দী অথবা শান্তি দেন নি। 
পুরস্কার ও বিভিন্ন প্রকার উপহার-উপটোকন প্রদান এবং এ জাতীয় কাজের 
মাধ্যমে তিনি জনগণের আত্মিক প্রশান্তি প্রদান করায় কাউকে বন্দী করা কিং 
শাস্তি দেবার দরকার হয়নি। 

২. খাজনা, ট্যাক্স ইত্যাদি যা কিছুই প্রজাদের কাছে থেকে আদায় করা হত 
তা তাদের সাধ্য অনুযায়ী আদায় করা হত। অতীত সুলতানগণ যে সব অতিরিক্ত 
ট্যাক্স আদায় করার নিয়ম চালু করেছিলেন, সে সব তিনি মওকুফ করে দেন। 
রা 

অভিযোগই তিনি কানে তোলেন নি, বরং তীর বদৌলতে দেশের জনগণ ও 
রজব অত্যন্ত সুখে শান্তিতে ও খোশহালে ছিল ই 

৩. রাষ্ট্রীয় বিভিন্ন পদে এবং বিভিন্ন প্রদেশের শাসন কর্তৃত্বে তিনি দীনদার ও 
আল্লাহ্‌-ভীরু লোকদের নিযুক্ত করেন৷ যারা ছিল অশান্তি উঃপাদনকারী ও 
ফিতনা-ফাসাদ সৃষ্টিকারী এবং অসৎ প্রকৃতির, সুলতান তাদের কোন পদই 
দেননি। কেননা তিনি জানতেন 1451৭ ০3 (515 ১১ অর্থাৎ জনগণ 
তাদের রাজা-বাদশাহদের অনুসৃত নীতি-নিয়মেরই অনুসারী হয়ে থাকে ।5 

কিন্তু অনেক লোকই জানেন না যে, ফীরোয শাহ তুগলকের সিংহাসনারোহণ 
ও তীর মনোনয়নের পেছনে হযরত খাজা নাসীরুদ্দীন চেরাগে দিল্লী রে)-এর 
বিশেষ হাত এবং তীর কামিয়াবী ও সৌভাগ্যের মূলে তার দু'আ ও তাওয়াজ্জুহ্র 
ভূমিকা ছিল অনেক বেশী । সিরাজে 'আফীফ-এ বর্ণিত আছে ঃ 
১. তারীখে ফিরিশতা, ১ম খণ্ড, পৃ ২৭৮। 
রাবিতে ডি ক যফ ! 

৩, তারীখে ফিরিশতা, ১ম খণ্ড, পৃ ২৭১ 


১৫৪ 


সংগ্রামী সাধকদের ইতিহাস 
সুলতান মুহাম্মাদ তুগলক ঠাঠ মালিক তুগার বিদ্রোহ দমনের উদ্দেশ্যে যখন 
গমন করেছিলেন, তখন তিনি হযরত শায়খ নাসীরন্দীনকেও সাথে নিয়ে 
গিয়েছিলেন । সেখানে সুলতানের ইন্তিকাল হলে এবং সুলতান ফীরোষ শীহ 
শাহী তখতে উপবেশন করলে হযরত শায়খ নাসীরুদ্দীন ফীরোষ শাহকে 
পয়গাম পাঠিয়েছিলেন যে, তুমি আল্লাহ্‌র সৃষ্টি জগতের সঙ্গে ইনসাফ ও 
নিকট অপর কোন শাসনকর্তা চাইব? সুলতান ফীরোয জবাব দিয়েছিলেন £ 
MS GUIS C393 HS dls lS 008 ৬৮০ 

অর্থাৎ আমি আল্লাহ্‌র বান্দাদের সঙ্গে সদয় ব্যবহার, ধৈর্যশীলতা ও এঁক্যের 
জন্য কাজ করব । হযরত শায়খ এ উত্তর শোনার পর বলে পাঠিয়েছিলেন, 
যদি তুমি আল্লাহ্‌র মাখলুকের সঙ্গে এ রকম ব্যবহার কর তবে আমি আল্লাহ্‌ 
পাকের নিকট থেকে তোমার জন্য চল্লিশ বছর চেয়ে নিয়েছি (অর্থাৎ তুমি 
উল ররর না তত) হুর বাহার সুলতান 
ফীরোযষ শাহ চল্লিশ বছরই রাজত্ব করেছিলেন।+ 


সুলতান মুহাম্মাদ শাহ বাহমনী (৭৫৯-৭৭৬)-কে দাক্ষিণাত্যের সমস্ত বুধর্গই 


বাদশাহ হিসেবে মেনে নিয়েছিলেন এবং তীর হাতে বায়“আতও হয়েছিলেন । 
কিন্তু হযরত শায়খ বুরহানুদ্দীন গরীব রৈ)-এর খলীফা ও স্থলাভিষিক্ত হযরত 
শায়খ যয়নুদ্দীন (ওফাত ৮০১ হিজরী) এই ভিত্তিতে বায়'আত হতে অস্বীকৃতি 
জানিয়েছিলেন যে, বাদশাহ মদ্যপান ও শরীয়ত নিষিদ্ধ কর্মে লিগ্ত। তিনি 
বলেছিলেন ৪ 


আল্লাহ্‌র সৃষ্টি জগতের ওপর হুকুমত করার যোগ্য ও অধিকারী একমাত্র সেই 
ব্যক্তি যিনি ইসলামী বিধি-বিধান তথা এর নিদর্শনাবলীর হিফাযত করার 
চেষ্টা করবেন এবং প্রকাশ্যে ও অপ্রকাশ্যে কোন অবস্থাতেই শরীয়ত বিরোধী 
কার্ধাবলীর ধারে-কাছেও যাবেন না। 


৭৬৭ হিজরীতে সুলতান যখন দৌলতাবাদে বিজয়ীর বেশে প্রবেশ করেন 


তখন তিনি হযরত শায়খকে পয়গাম পাঠান যে, হয় আপনি আমার দরবারে 
হাযির হবেন অথবা নিজ হাতে আমার খিলাফতের বায়“আত লিখে পাঠিয়ে 
'দেবেন। শায়খ এর জবাবে বলেন যে, একবার কোন এক উপলক্ষে একজন 
“আলিম, একজন সাইয়েদ ও একজন হিজড়া (নপুংসক) কাফিরদের হাতে বন্দী 


১. ভারীখে ফীরোযশাহী, পৃ. ২৮। 


খাজা (র)-এর তা'লীম ও তরবিয়তের প্রভার এবং তীর খলীফাদের ধর্মীয় ও সংস্তারমুলক বিদমত ১৫৫ 


হয়। অতঃপর তারা এদের সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করে যে, এদের ভিন্জনকেই . 
পুজার ঘরে নেয়া হবে। যে মূর্তিকে সিজদা করবে তার জীবন বাঁচবে, আর যে 
তা করতে অস্বীকার করবে তাকে হত্যা করা হবে। প্রথম ‘আলিমকে নেওয়া 
হল। তিনি কুরআনুল করীমের অব্যাহতির বিধানের১ ওপর আমল করেন এবং 
অনুসরণ করেন। এরপর যখন হিজড়ার পালা আসল- তখন সে বলল, আমার 
সারাটা জীবনই তো কেটে গেছে অশালীন কর্মের ভেতর দিয়ে! তাছাড়া আমি 
' 'আলিমও নই-সাইয়েদও নই যে, এগুলির কোন একটি মর্যাদা ও ফযীলতের 
দোহাই দিয়ে এমন কাজ করতে পারি। সে নিহত হওয়াটাকেই নিজের জন্য 
মঞ্জুর করে নিল এবং মুর্তিকে সিজদা করল না । আমার ইচ্ছাও উক্ত হিজড়ার 
কাহিনীরই অনুরূপ । আমি তোমাদের সব রকমের জুলুম বরদাশৃত করব, কিন্তু 
তোমাদের দরবারে হাযির হব না আর তোমার হাতে বায়“আতও করব না। 
একথা জেনে বাদশাহ তো রেগে আগুন । তিনি তক্ষুণি তাকে শহর পরিত্যাগ 
করে চলে যাবার নির্দেশ দিলেন। শায়খও নির্থিধায় স্বীয় সুসাল্লা কাধে ফেলে 
সোজা শায়খ বুরহানুদ্বীন রে)-এর কবরগাহে গিয়ে তীর কবরের শিয়রের দিকে 
নিজের লাঠি পুঁতে দিলেন এবং সুসাল্লা বিছিয়ে তার ওপর বসে পড়লেন। 
বললেন যে, এখন কেউ যদি বাপের বেটা হও তবে আমাকে এ জায়গা থেকে 
উঠাও। বাদশাহ শায়খ-এর এ ধরনের শক্ত মনোভাব ও দৃঢ়তা লক্ষ্য করে লজ্জিত 
হলেন এবং নিজ হাতে নিম্নোক্ত চরণ দুটি কাগজে লিখে সদর শরীফের হাত 
দিয়ে পাঠিয়ে দিলেন- ১195 0 ৪৪ rl uly 

শায়খ বললেন থে, যদি সুলতান মুহাম্মাদ শাহ গাবী শরীয়তের রীতি-নীতির 
হিফাযত ও প্রচলনের প্রয়াস চালান এবং বিজিত এলাকা থেকে সকল পানশালা 
এক্ষুণি উঠিয়ে দেন, নিজের পিতার সুন্নতের ওপর আমল করেন এবং লোকের 
সামনে শরাব পান না করেন,-কাষী, “উলামা ও প্রধানদের নির্দেশ দেন যে, তারা 
'আমরু বিল মা'রূফ ওয়া নাহী ‘আনিল মুনকার’ তথা ‘সৎকাজে আদেশ ও অসৎ 
কাজ থেকে নিষেধ'-এর ব্যাপারে জোর প্রচেষ্টা চালাবে তা হলে ফকীর যয়নুদ্দীন 
থেকে সুলতানের বড় দোস্ত ও কল্যাণকামী অপর কেউ হবে না । অতঃপর 
নিম্নোক্ত কবিতাটি নিজের কলম দিয়ে নিজ হাতেই লিখে দেন ৪ 

| (4 45 OE CS ০০ 

ES ওঃ ১৩৯ diy এন একনি 

১০. SES pee [S355 FYI অর্থাৎ তবে ব্যতিক্রম যদি তোমরা ভাদের (কাফিরদের) নিকট 

থেকে কোন ভয় বা আশংকা কর তবে তোমরা ভাদের সম্বন্ধে সতর্কতার সাথে সাবধানে থাকবে । সূরা 

আলে-“ইমরান, ওয় কুকু। 


১৫৬ সংগ্রামী সাধকদের ইতিহাস 


১5555163535 শখ হী SL 
LES OIE উর 5০০ Sl 
অর্থাৎ যতক্ষণ আমার. ধড়ে প্রাণ আছে-ততক্ষণ আমার দ্বারা ভাল, সহদয়, 
উত্তম ব্যবহার ও সদয় আচরণ ছাড়া আর কিছু প্রকাশ পাবে না। যে সমস্ত 
লোক আমার সঙ্গে অসদ্যবহার করেছে, যখনই সুযোগ মিলবে আমি তাদের 
সঙ্গে ভাল ব্যবহারই করব! | 


সুলতান মুহাম্মাদ শাহ তার নামের সঙ্গে ‘গাষী. সম্বোধন দেখে অত্যন্ত খুশী 
হন এবং ফরমান জারি করেন যে, শাহী উপাধির সঙ্গে এটা যেন অতিরিক্ত যোগ 
করা হয়? হযরত শায়খ-এর সঙ্গে মুলাকাত হবার আগেই সুলতান 
মারহাটওয়াড়ার হুকুমত মসনদে ‘আলী খান মুহাম্মাদের হাওয়ালা করেন এবং 
স্বয়ং গুলবার্দা পৌছেন। অতঃপর গোটা রাজ্য থেকে মদের দোকান উৎখাত করে 
শরীয়তের বিধি-বিধান প্রচলন ও প্রসারে সমগ্র প্রচেষ্টা নিয়োজিত করেন৷ 
দাক্ষিণাত্যের চোর-ডাকাত ও দু্কৃতিকারীদের-যাদের নাম দূর-দৃরান্তরে ছড়িয়ে 
গিয়েছিল, চুরি-ডাকাতিই ছিল খাদের একমাত্র নেশা ও পেশা-তাদেরকে সমূলে 
উচ্ছেদ করার ব্যবস্থা করেন। ফলে ছ'-সাত মাসের ভেতরেই গোটা দেশ এদের 
যুলুম-অত্যাচার থেকে মুক্ত ও পবিত্র হয়ে যায়। একটি বর্ণনা অনুসারে ছয় 
মাসের ভেতর চোর-ডাকাতদের বিশ হাযার মাথা কেটে বিভিন্ন দিক থেকে 
গুলবার্ায় আনয়ন করা হয়। সুলতান এই গোটা সময়টা হযরত শায়খ 
যয়নুদ্দীনের সঙ্গে চিঠিপত্রের মাধ্যমে যোগাযোগ রক্ষা করেন এবং একনিষ্ঠ 
ভক্তি-্রদ্ধা ও শ্রীতিপূর্ণ ঘনিষ্ট সম্পর্ক বাড়াতে থাকেন। শায়খ রে)-ও সুলতানকে 
উৎসাহ প্রদান, সন্মান প্রদর্শন এবং দরকারী হিদায়াত ও পরামর্শ প্রদানে কখনও 
ত্রুটি করেন নি।১ 

চিশতিয়া তরীকার বুষর্গদের বিরাট বিরাট খানকাহ্‌ ভারতবর্ষের যে সমস্ত 
অংশে ও প্রদেশে স্থাপিত হয়, সেখানকার ইসলামী হুকুমত ও তৎকালীন সুল- 
তানদের হিদায়াত ও পথ-প্রদর্শন এবং ইসলামী হুকুমতের হিফাযতের ক্ষেত্রে 
এসব বুষর্গ কখনই অলসতা প্রদর্শন করেন নি। পাতুয়াতে স্থাপিত বাংলার 
জগঘিখ্যাত খানকাহ সেখানকার ইসলামী. হুকুমতের জন্য শক্তির উৎস ও 
আশ্রয়লাভের মাধ্যম ছিল। যখন সেখানকার ইসলামী রাজত্ব ও শাসনকর্তৃত্বের 


১, ভারীখে ফিরিশভা, ১ম খণ্ড, পৃ. ৫৬০-৬২ পুনঃ সংক্করণ, ১৮৩২। 


খাজা (ব)-এর তা'দীয় ও তরবিয়তের প্রভাব এবং ভীর খলীফাদের যর্ীয় ও সংারমূদকবিদমত. ১৫৭ 
এবং তা পুর্নবহালের জন্য সাধ্যমত ও সম্ভাব্য সব উপায়ে প্রয়াস চালান ।১ 
_ অধ্যাপক খালীক আহমদ নিষামী “তারীখে মাশায়িখে চিশ্ত' বা "চিশতিয়া 
তরীকার মহান বুষর্ণগণের ইতিহাস’ নামক গ্রন্থে লিখেছেন ৪ 
হযরত নূর কুতবে ‘আলম ছিলেন শায়খ ‘আলাওল হকের উপযুক্ত সন্তান। 
যে যুগে তিনি হিদায়াত ও ইরশীদের মসনদে সমাসীন ছিলেন, সে সময় 
বাংলার রাজনীতি অত্যন্ত নাযুক অবস্থার মাঝ দিয়ে অতিক্রম করছিল । রাজা 
- গণেশ (যিনি রাজশাহী জেলার ভাভুড়িয়ার জারগীরদার ছিলেন) বাং 
সিংহাসন দখল করে বসেন এবং মুসলমানদের শক্তি সমূলে বিনাশ করতে 
দৃঢ়সংকল্প হন। হযরত নূর কুত্বে ‘আলম সরাসরি এবং সাইয়েদ আশরাফ 
জাহাঙ্গীর সিমনানী (র)-এর মাধ্যমে সুলতান ইবরাহীম শারকীকে বাংলাদেশ 
আক্রমণের দাওয়াত দেন। সাইয়েদ আশরাফ জাহাঙ্গীর (র)-এর 
সংকলনগুলিতে সেই সব চিত্তাকর্ষক চিঠিপত্র বিশেষভাবে পড়বার মত যার 
ভেতর উক্ত রাজনৈতিক টানাপোড়েন ও সংঘাতের বিস্তারিত বিবরণ 
লিপিবদ্ধ রয়েছে। সাইয়েদ আশরাফ জাহাঙ্গীর (র) যে চিঠি হযরত নূর 
কুতবে “আলমের চিঠির জবাবে লিখেছেন তা বাংলাদেশের শ্রদ্ধেয় সুফীদের 
কার্যাবলীর ওপর যথেষ্ট আলোকপাত করেছে ।৯ 
এই কতিপয় ঘটনা থেকেই অনুমান করা যাবে যে, চিশতিয়া সিলসিলার 
মহান বুযর্গণণের তাসাওউফ শুধু নির্জনবাস, আত্মহনন ও দুনিয়া বর্জন ছিল না। 
তাঁরা নিজ নিজ কালে যুগের ধারাকে বদলাতে থাকেন এবং যুগের অবস্থাচক্রের 
সঙ্গে শক্তি পরীক্ষার চেষ্টাও চালিয়েছেন। অত্যাচারী ও যালিম সুলতানের 
- মুখোমুখী হক-কথা বলতে, তাদের ভুল ও অন্যায় প্রবণতা মুকাবিলা করতে ও 
কুখে দাড়াতে এবং তাদের সলা-পরামর্শ দানেও কোনরূপ ইতস্তত করতেন না 
এবং যখনই তাদের মওকা মিলত, তারা সংক্কার-সংশোধন ও বিপ্রবী প্রয়াস . 
' গ্রহণেও দ্বিধা করতেন না। 


ইসলামের প্রচার ও প্রসার 
চিশতিয়া সিলসিলার বুনিয়াদ ভারতবর্ষের মাটিতে ইসলামের প্রচার ও 
প্রসারের ওপর পড়েছিল এবং তার উচ্চ মর্ধাদাসম্পন্ন প্রতিষ্ঠাতা হযরত' খাজা 
মু'ঈনুদ্দীন চিশতী (র)-এর হাতে এত অধিক সংখ্যায় মানুষ মুসলমান হয়েছিল . 
"১, বিস্তারিত জানতে হলে দেখুন, গুলাম হুসেন সলীমকূত রিয়াযুণ-সালাভীন, ভারীখে বাজালা, পৃ. 


৯১০ ৯৯৬। 
২. তারীখে মাশায়িখে চিশৃত, পৃষ্ঠা ২০২1 


১৫৮ সংগ্রামী সাধকদের ইতিহাস 


যে, ইতিহাসের এই অন্ধকারে তাঁর পরিমাপ করা কঠিন। সাধারণভাবে স্বীকার 
করা হয় যে, ভারতবর্ষে মুসলমানদের সংখ্যার এই আধিক্য অনেকাংশেই হযরত 
খাজা চিশতী রে)-এর চেষ্টা-সাধনা ও আধ্যাত্মিকতারই অনিবার্য কসল। এর 
মধ্যে একটি বিরাট সংখ্যা হযরত খাজা রে)-এর রূহানী কুওত, উজ্জ্বল 
কামালিয়াত এবং আল্লাহ্‌র নিকট গ্রহণযোগ্য ঘটনাবলীর কারণেই মুসলমান 
হয়েছিল। সে যুগের ভারতবর্ষ যোগ ও তান্ত্রিক সাধনার বিরাট কেন্দ্র ছিল 
এখানকার অনেক ফকীর ও সন্যাসী তান্্রিক-যোগসাধনা ও আত্মিক শক্তিতে ছিল 
অত্যন্ত বলীয়ান । কঠোর কঠিন সাধনা এবং বিভিন্ন প্রকার অনুশীলন ও 
যোগাভ্যাস দ্বারা তারা কাশৃফ ও সম্মোহনের বিরাট শক্তি আত্মস্থ করে রেখেছিল । 
তাদের মধ্য থেকে অনেক লোকই এই নবাগত মুসলমান ফকীরকে 
পরীক্ষা-নিরীক্ষা এবং তীকে তকলীফ দেবার জন্য তীর নিকট আসে। কিন্তু তারা 
সত্বরই জেনে যায় যে, এই বিদেশী মুসাফির দরবেশ তাদের থেকেও আত্মিক ও 
সম্মোহনী শক্তিতে অনেক বেশী অগ্রসর এবং অবশেষে ফিরআউনের যাদুকরদের 
মত তারাও পরিমাপ করতে পারে যে, তীর কামালিয়াত ও শক্তির উৎসমূল অন্য 
কিছু। এরই সঙ্গে তাদের চরিত্রের পবিত্রতা, পরিষ্ার-পরিচ্ছন্ন বৈরাগ্যসুলভ 
নির্লোত জীবন যাপন, ঈমান ও ইয়াকীনের শক্তি, আল্লাহ্‌র সৃষ্ট জীবের প্রতি 
সমবেদনা ও সহানুভূতি, জাতি-ধর্ম নির্বিশেষে মানুষের প্রতি ভালবাসা এবং 
মানবতার প্রতি সন্মান ও শ্রদ্ধা দর্শনে বিরুদ্ধবাদীরাও তাদের ভক্ত ও অনুরক্তে 
পরিণত হয়। তাযকিরা ও তাপাওউফের কিতাবগুলিতে এই সিলসিলায় যোগী ও 
সন্ন্যাসীদের সঙ্গে মুকাবিলা এবং হযরত খাজা (র)-এর উজ্জ্বলতর আধ্যাত্মিক 
শক্তি, কাশফ ও সম্মোহনী শক্তির ঘটনাবলী যেরূপ ব্যাপকতর আধিক্যের সঙ্গে 
বর্ণনা করা হয়েছে, যদিও এঁতিহাসিক সনদ থেকে ও প্রাটীনতর সমসাময়িক 
উৎসের মাধ্যমে তা প্রমাণ করা কঠিন, তবুও ভারতবর্ষের সে সময়কার লোকের 
আগ্রহ ও প্রবণতা এবং আজমীরের ধর্মীয় ও আত্মিক কেন্দ্রিকতা. দেখতে গেলে 
এটা মোটেই যুক্তিবহির্ভূত মনে হয় না। প্রকৃতপক্ষে যে জিনিস জনসাধারণকে 
হযরত খাজা (র)-এর প্রেমিক এবং ইসলাম গ্রহণে উন্মুখ করেছিল তা তার একক 
আত্মিক শক্তি ছিল না, বরং তার আধ্যাত্মিকতা, একনিষ্ঠতা, নিফলুষ চরিত্র এবং 
সহজ সরল জীবনযাপন পদ্ধতি যা ভারতবর্ষের জঞানী-৬ণী ও সাধারণ মানুষ এর 
পূর্বে আর কখনও পরীক্ষা-নিরীক্ষা করেনি 


হযরত খাজা রে)-এর সিলসিলার ভেতর হযরত খাজা ফরীদুদ্দীন গঞ্জে শকর 
রে)-এর প্রচেষ্টা ও তাওয়াজ্ছুহ ইসলামের প্রচার ও প্রসারের ক্ষেত্রে বিশেষ 


খাজা (র)-এর ভালীম ও ত্রবিয়তের ভাব এবং তীর খনীফাদের ধর্মীয় ও সংরারমূলক খিদমত ১৫৯ 


গুরুত্বের অধিকারী । তার মজলিস ও খানকাহতে সকল জাতি-ধর্মের এবং 
সর্বশ্রেণীর লোকের আগমন ঘটত ৷ .হযরত খাজা নিজামুদ্বীন আওলিয়া €র) 
বলেন ঃ 
শায়খুল ইসলাম খাজা ফরীদুদ্দীনের খিদমতে প্রতিটি শ্রেণী ও আত্মিক শক্তি 
ও বর্ণের এবং জাতি-ধর্মের লোক আসত-আসত দরবেশ ও অ-দরবেশও-। 
হযরত খাজা (র)-কে আল্লাহ্‌ তা'আলা উচ্চতর যোগ্যতা ও আত্মিক শক্তি 
দান করেছিলেন । তার প্রেক্ষিতে এটা অসম্ভব নয় যে, ইসলাম প্রচারে সেটারও 
একটা ভূমিকা ছিল এবং নও-মুসলিমদের একটি বিরাট অংশ তার আধ্যাত্মিকতা 
এবং কাশফ ও কারামত দেখেই মুসলমান হয়েছিল। পাঞ্জাব ও.পাক-পত্তনের 
চতুষ্পার্শের বহু জাতি-গোষ্ঠী ও খান্দান তাদের পূর্বপুরুষদের ইসলাম গ্রহ্ণকে 
হযর্ত খাজা রে)-এর তাওয়াজ্জুহ ও তবলীশের পরিণতি বলে মনে করেন এবং 
নিজেদের সম্পর্ক তীর দিকে যুক্ত করেন। অধ্যাপক আরনন্ড তার পুস্তক 
“Preaching of IsSlatm"-এ লিখেছেন ৪ 
পাঞ্জাবের পশ্চিম প্রদেশগুলির অধিবাসীবৃন্দ খাজা বাহাউল হক মুলতানী 
এবং বাবা ফরীদ পাক-পত্তনীর তা'লামের কারণে ইসলাম কবুল করে। এ 
দু'জন মহান বুষর্গ ত্রয়োদশ শতাব্দীর নিকট শেষপাদে এবং চতুর্দশ শতাব্দীর 
প্রথমদিকে আগমন করেন। বাবা ফরীদ শকরগঞ্জ (র)-এর - জীবনী 
আলোচনা যিনি করেছেন, তিনি লিখেছেন যে, ধোলটি জাতিগোষ্টীকে তিনি 
তাঁর তা'লীম ও তালকীন তথা শিক্ষা ও দীক্ষা প্রদান করে ইসলামে দাখিল 
করেছিলেন । কিন্তু আফসোসের বিষয় এই যে, উক্ত গ্রন্থকার উক্ত 
জাতিগোষঠীগুলির মুসলমান হবার বিস্তারিত বিবরণ লিখেন নি! 
হ্যরত খাজা নিজামুদ্দীন আওলিয়া রে) ভারতবাসীদের ভেতর ইসলামের 
প্রচার ও প্রসারের ব্যাপারে অত্যন্ত উৎসুক ছিলেন। কিন্তু তিনি মনে করতেন যে, 
শুধু বক্তৃতা-বিবৃতি ও বাণী শ্রবণে কোন লোকের, পক্ষে তার প্রাচীন বিশ্বাস ও 
ধ্যান-ধারণা থেকে ফিরে আসা এবং নতুন ধর্ম গ্রহণ করা, বিশেষ করে হিন্দু 
জাতির পক্ষে যারা নিজেদের গৌঁড়ামি ও.জাতিভেদ প্রথা ও অস্পৃশ্যতা তথা 
ছ্যুত্মার্গকে কঠোরভবে মেনে চলত, তাদেরকে শুধু বক্তৃতার চমৎকারিত্বে এবং 
ওয়ায-নসীহতের মনোহারিতে মুসলমান বানিয়ে ফেলা. মোটেই সহজ নয়। এর 
জন্য প্রভাবশীল ও দীর্ঘ সোহবতের প্রয়োজন । 


১. দাওয়াতে ইসলাম, মওলবী ‘ইনায়েতুল্লাহ কৃত অনুবাদ, পৃ. ২৯৭। 


১৬০ সংগ্রামী সাধকদের ইতিহাস 


ফাওয়ায়েদুল ফুওয়াদ’ গ্রন্থে বলা হয়েছে যে, একবার একজন মুসলিম ' 
ক্রীতদাস হযরত খাজা রে)-এর মুবারক মজলিসে গিয়ে উপস্থিত হয় এবং তার 
সাথে তার এক হিন্দু বন্ধুকেও নিয়ে আসে! সে বলল, এ আমার ভাই! হযরত 
খাজা (র) উক্ত ভ্রীতদাসকে বললেন, তোমার এ ভাইটির ইসলামের দিকেও কি 
কিছু প্রবণতা-আছে? ক্রীতদাস বলল, একে হযরতের পবিত্র খিদমতে এজন্যেই 
নিয়ে এসেছি যেন আপনার কৃপাদৃষ্টির বরকতে সে মুসলমান হয়ে যায়। একথা 
শোনামাত্রই হযরত খাজা রে)-এর চোখ অশ্রুসজল হয়ে উঠল। তিনি বললেন, 
কারও বলার কারণে এ জাতির .মন-মানস ও অন্তর- রাজ্যের পরিবর্তন হয় না। 
অবশ্য হ্যা! এর যদি আল্লাহর কোন নেক বান্দার সাহচর্য লাভের সৌভাগ্য 
ঘটে তবে আশা করা যায় যে, তীর পবিত্র সোহবতের বরকতে সে মুসলমান 
হয়েও যেতে পারে ।১ | 

এতে কোন সন্দেহ নেই যে, এই পঞ্চাশ বছরের দীর্ঘ সময়ে যেখানে হযরত 
খাজা নিজামুদ্দীন রে) দিল্লীর ন্যায় একটি কেন্দ্রীয় অবস্থানে হিদায়াত ও ইরশাদ- 
এর আসনে সমাসীন ছিলেন এবং তীর খানকাহ্‌র দরজা সকল শ্রেণীর মানুষের 
জন্য খোলা ছিল, আর এটা ছিল সেই যুগ যখন ভারতবর্ষের দুর-দূরাস্ত ও প্রত্যন্ত 
এলাকা থেকে বিভিন্ন প্রয়োজনে ও বিভিন্ন উপলক্ষে লাখ লাখ অমুসলিম দিল্লীতে 
আগমন করত এবং নিজেদের জাতীয় শুভ ধারণার ভিত্তিতে হযরত খাজা 
(র)-এর পবিত্র যিয়ারত লাভের উদ্দেশ্যেও হাযির হ'ত -বিরাট সংখ্যায় ইসলাম 
ধর্ম গ্রহণ করেছে। মেওয়াট এলাকায় ঘা হযরত খাজা (র)-এর কেন্দ্র গিয়াছপুর 
থেকে দক্ষিণ দিকের খানিকটা সন্নিকটেই অবস্থিত ছিল এবং সেখানকার 
অধিবাসীদের রাহাজানী ও অবাধ্য আচর্ণের কারণে কিছুকাল পূর্বে সুলতান 
লাগতেই বন্ধ হয়ে ধেত-হযরত খাজা (র)-এর ফয়েয ও বরকতে এবং তাঁর 
তা‘লীম ও তরবিয়তের প্রভাবে সেই মেওয়াটিরাও উপকৃত হয়ে থাকবে এবং 
এটা আদৌ আশ্চর্য নয় যে, তারা বিরাট সংখ্যায় তারই যমানায় মুসলমানও হয়ে 
থাকবে৷ . | 
" আখলাক, রূহানী ভাবধারা, সাম্য ও ভ্রাতৃত্ব দ্বারা-যার পরিবেশ উক্ত; 


১. ফাওয়ায়েদুল ফুওয়াদ, পৃ ১৮২1 


খাজা (র)-এর তালীম ও তরবিয়তের প্রভাব এবং তার খলীফাদের ধর্মীয় ও সংস্লারমুনক বিদমত ১৬১ 


খানকাহ্‌ এবং আহমদাবাদ ও গুলবর্গার চিশতী বুযর্গদের প্রভাবে অমুসলিম 
জনগোষ্ঠীর একটি বিরাট অংশের মুসলমান হওয়া আদৌ অমূলক কল্পনা. নয়। 
একাদশ শতাব্দীতে চিশতিয়া সিলসিলার মুজাদ্দিদ হযরত শাহ কলীসুল্লাহ 
জাহীনাবাদী ইসলাম প্রচারে অত্যন্ত উদ্যোগী পুরুষ ছিলেন। তিনি তার খলীফা ও 
স্থলাভিষিক্ত শায়খ নিজামুদ্দীন আওরঙ্গাবাদীকে যে সব চিঠিপত্র লিখেছেন, 
তন্মধ্যে বিভিন্ন স্থানে এর জন্য তাকীদ ও হিদায়াত লক্ষ্য করা যায় । এগুলি পাঠে 
তাঁর চিন্তা-ভাবনা ও উদ্বেগ-অস্থিরতার পরিমাপ করা যায়। একটি চিঠিতে তিনি 
লিখেছেন ৪ ১১ bi | 
এ ES 0955 15৩ 4৭০৫ Eas ও 0১5] 4০০৬৭ বর এপ ৬৫915 
ইসলামের সীমানার যেন বিস্তৃতি ঘটে এবং এর অনুসারীর সংখ্যা যেন 
ব্যাপকভাবে বর্ধিত হয় সেজন্য কোশেশ করবে । . 
অধ্যাপক খালীক আহমদ নিযামী লিখেছেনঃ 
শায়খ নিজামুদ্বীন আওলিয়া রে)-এর তবলীগী চেষ্টা-সাধনার ফল এই হয়ে 
ছিল যে, বহু হিন্দুই ইসলামের ভক্ত-অনুরক্তে পরিণত হয় । 'কতক লোক 
যদিও আত্মীয়-স্বজনের ভয়ে মুসলমান হবার. কথা প্রকাশ করত না, কিন্তু 
নিতান্তই আফসোস ও পরিতাপের বিষয় যে, কেউই ভারতবর্ষের মহান 
বুযর্গদের, বিশেষ করে চিশতিয়া সিল্সিলার বুষর্গদের তবলীগী প্রয়াসের ইতিহাস 
ও বিবরণী লিপিবদ্ধ করার শ্রম স্বীকারে রাষী হন নি। কিন্তু সমস্ত এঁতিহাসিকই এ 
বিষয়ে একমত-ভারতবর্ষের বুকে ইসলামের প্রচার: ও প্রসারের সবচেয়ে বড় 
মাধ্যম ইসলামের .এই সব শ্রদ্ধেয় মহান সূফী. ও ফকীর-দরবেশগণই । আর 
এটাও .দিবালোকের ন্যায় সত্য যে, তাসাওউফের এ ধারাবাহিকতায় চিশতিয়া 
সিলসিলা এবং এর মহান বুযর্গগণের প্রাধান্য ও গুরুত্ব সর্বজনস্বীকৃত এবং 
এক্ষেত্রে তাদের অংশ তুলনামূলকভাবে অনেক বেশী । 
ইল্ম-এর খিদমত ও প্রচার 


- হযরত খাজা নিজামুন্দীন আওলিয়া ( €র) এবং তাঁর খলীফাণণ তাদের 
অনুসারীবৃন্দের ইল্ম হাসিল ও তার পূর্ণতা প্রাপ্তির ব্যাপারে কতখানি উৎসুক 


ছিলেন তার পরিমাপ হযরত খাজা ফরীদুদ্দীন (র)-এর কথিত উক্তি এবং স্বয়ং .“ 


হযরত খাজা নিজামুদ্দবীন রে)- 05905900981 


Sn PANE LEGGE 


১৬২ সং্প্রামী সাধকদের ইতিহাস 


সিরাজ-প্রতিষ্ঠাতা, পাঞ্জুয়া খানকাহ্‌) -এর সঙ্গে কৃত আচরণ থেকে অনুমান করা 
যাবে। তিনি যতদিন পর্যন্ত ‘ইল্‌ম হাসিল ও তার পূর্ণতা অর্জন না করেছিলেন, 
ততদিন পৰ্যন্ত তীরা তাকে শর'ঈ ও রূহানী ক্ষেত্রে কোন কিছুর এজায়ত দেন নি। 
এর সুফল এই হয়েছিল যে, ধর্মীয় শিক্ষাদান ও সৎপথ প্রদর্শন, দরস ওতাদরীস 
তথা পঠন-পাঠন এবং ‘ইলমের প্রচার ও প্রসার উভয়টিই এই সিলসিলার 
ইতিহাসে পাশাপাশি হাত ধরাধরি করে চলেছে। এই সহাবস্থান মুসলমানদের 
অবনতি ও অধঃপতনকাল পর্যন্ত চলেছিল। হযরত খাজা রর)-এর একজন 
খলীফা মাওলানা শামসুদ্দীন ইয়াহ্‌ইয়া এ যুগের বহু ‘উলামায়ে কিরাম ও 
মুদাররিসীনের উত্তাদ ছিলেন। শায়খ নাসীরুদ্দীন চেরাগে দিল্লী বে) একটি 
বিখ্যাত কবিতায় বলেছেন ঃ 

১5 021 FAA GIGI Bix এস Sa pal এনে 

আমি ‘ইলমকে জিজ্ঞেস করলাম যে, তোমাকে সত্যিকার জীবন কে দান 

করেছেন; উত্তরে সে মাওলানা শামসুদ্দীন ইয়াহুইয়া (র)-এর নাম উল্লেখ 

করল। 

শায়খ নাসীরুদ্দীন চেরাগে দিশ্লী (র)-এর বিশিষ্ট মুরীদ ও ভক্ত-অনুরক্তদের 
মধ্যে কাষী “আবদুল মুকতাদির কুন্দী (ওফাত ৭৯১ হিজরী), তীর প্রিয় শাগরিদ 
শায়খ আহমদ থানেশ্বরী (ওফাত ৮২০ হিজরী) এবং মাওলানা খাওয়াজগী 
দেহলভী (ওফাত ৮০৯ হিজরী) ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত উলামা, 
উত্তাদকুল শিরোমণি ও ইলমের মুজাদ্দিদবর্গের অন্যতম ছিলেন। কাধী “আবদুল 
মুকতাদির এবং মাওলানা খাওয়াজগীরের প্রিয় শাগরিদ শায়খ শিহাবুদ্দীন আহমদ 
. ইবনে ওমর দৌলতাবাদী (ওফাত ৮৪৯ হিজরী) ভারতীয় উপমহাদেশের গৌরব ' 
ও মুল্যবান সম্পদ হিসেবে বিবেচিত হতেন। আর মালিকুল “উলামা কাষী 
শিহাবুদ্দীনের নাম ভারতবর্ষের জ্ঞানের ইতিহাসে উজ্জ্বলর্ূপে বিরাজিত ও 
বিকশিত ছিল । ভীর শরাহ কাফিয়া (রাহ হিন্দী’ নামে আরব ও অনারব সর্বত্রই 
মশহুর)-এর টীকাকারদের মধ্যে ‘আল্লামা গাষরূনী এবং মীর গিয়াছুদ্দীন মনসূর 
শিরাজীর ন্যায় মহান ব্যক্তিও রয়েছেন। ইনিই তিনি, যিনি রোগাক্রান্ত হলে 
সুলতান ইবরাহীম শীরকী পানির পেয়ালা ভরে তার পক্ষে সাদৃকা করেন এবং 
দু'আ করেন .যে, মালিকুল “উলামা আমার সালতানাতের “ইযযত ও 
আবরূব্বরূপ। ভার মৃত্যু যদি অবধারিত হয়েই থাকে তবে তাঁর পরিবর্তে 
আমাকেই যেন কবুল করা হয়। 


খালা (র)-এর তা'লীম ও তরবিয়তের প্রভাব এবং তীর খনীফাদের ধর্মীয় ও সংকারমূলক বিদমত ১৬৩ 
এই সিলসিলার একজন বুযর্গ ‘আলিম মাওলানা জামালুল আওলিয়া শিবলী 
লোদী (ওফাত ১০৪৭ হিজরী), বীর প্রখ্যাত ও নামকরা শিষ্য-শাশরিদদের মধ্যে 
রশীদ জৌনপুরী এবং সায়্যিদ ইয়াসীন বানারসীর মত মহান ‘আলিম ও যমানার 
শ্রেষ্ঠ বুযর্গ রয়েছেন। মাওলানা লুতফুন্ধাহ কুদীর শাগরিদ ছিলেন হিন্দুস্তানের 
মশহুর ‘আলিম মাওলানা আহমদ মিঠোভী ওরফে হামীদ আহমদ, কাধী 
‘আলীমুন্লাহ্‌ কুচেন্দোভী এবং মাওলানা ‘আলী আসগর কনৌজী যারা দরস ও - 
তাদরীস তথা পঠন-গাঠন-এর তৎপরতা অব্যাহত রাখেন এবং বড় বড় 
খ্যাতনামা ‘আলিম ও মুদাররিস তাঁদের শিক্ষাকেন্দ্র (হালকায়ে দরস) থেকে 
উপযুক্ততা ও পরিপূর্ণতা হাসিল করে বের হয়ে আসেন। টিলাওয়ালী মসজিদের 
প্রখ্যাত দারুল “উলুম, যার দায়িত্বে ছিলেন শাহ পীর সুহাম্মাদ লাখনোভী. (ওফাত 
১০৮৫ হিজরী)-এই সিলসিলার ভা'লীম ও রূহানিয়াতের সাথে সম্পর্কিত 
ছিলেন। স্বয়ং দরসে নিজামী, (যার বিশ্বব্যাপী খ্যাতি সর্বজনস্বীকৃত)-এর 
গ্রতিষ্ঠিতা মোল্লা নিজামুদ্দীন (ওফাত ১১৬১ হিজরী)-এর বিখ্যাত খলীফা ও 
বংশধর এই সিলসিলার সঙ্গে রূহানী সম্পর্ক রাখতেন। এছাড়া সাধারণভাবেও 
চিশতিয়া তরীকার মহান বুষর্গগণের জ্ঞান-বিজ্ঞান ও সাহিত্যের প্রতি আগ্রহ, 
গভীর পাণ্ডিত্য ও জ্ঞানগ্রীতি একটি এঁতিহাসিক সত্য যা হযরত নূর কুতবে 
জাহানাবাদীর চিঠিপত্রে এবং পাণ্জুয়া, গুলবর্গা, মানিকপুর, .সলোন ইত্যাদি 
খানকাহ্‌র শিক্ষামূলক তৎপরতা ও এর প্রতি আগ্রহ প্রদর্শন থেকে সহজেই আঁচ 
শেষ কথা 
চিশতিয়া সিলসিলার ইতিহাসের এই উজ্জ্বল অধ্যায় সমাপ্ত করার পূর্বে একটি 
' তিক্ত সত্য প্রকাশ করে দেওয়া বোধহয় অপ্রাসঙ্গিক হবে না যে, ভাসাওউফ ও 
বূহানী ভাবধারার ইতিহাস আমাদের বলে দেয় যে, প্রত্যেকটি সিলসিলার পরার. 
জোরালো উৎসাহ-উদ্দীপনা ও প্রবল আবেগ-অনুপ্রেরণা দ্বারাই হয়েছে। অতঃপর 
তা-গতানুগতিকতায় এবং পরিশেষে রসম-রেওয়াজে পরিণত হয়েছে। এখানেও 
. যে সিলসিলার প্রারন্ত ‘ইশৃক, মুহব্বত, যুহৃদ ও আত্মোথপর্গ, দারিদ্র্য ও 
পরমুখাপেক্ষিতাহীনতা, রিয়াযত ও মুজাহাদা, দাওয়াত ও তবলীগ দিয়ে 
হয়েছিল, তার ভেতর ক্রমান্বয়ে এমন সব পরিবর্তন সংঘটিত হয়েছে যে, শেষ 
পর্যন্ত এর ব্যবস্থাপনায় তিনটি উল্লেখযোগ্য ক্রিয়াশীল বস্তু রয়ে গেছে। 
১, মোল্লা নিজামুদ্দীন কর্তৃক উদ্ভাবিত-ও প্রবর্তিত শিক্ষা কারিকুলাম অনুযায়ী প্রদত্ত শিক্ষা-পদ্ধতি। 
অনুবাদক । ; - " 


১৬৪ সপ্প্ামী সাধকদের ইতিহাস 


ক. ওয়াহ্দাতুল ওজুদের “আকীদার ক্ষেত্রে বাড়াবাড়ি, এর প্রচারে সীমাহীন 
আগ্রহ এবং এর সুক্মাভিসূক্ষ্ৰ অধ্যায়গুলোর ঘোষণা ও অবাধ আলোচনা । : 
খু. মাহফিলে সামার আধিক্য, ভাবাবেগ ও নৃত্যের মাত্রাতিরিক্ততা।: . 

গ. শরীয়তের বাধানিষেধ-বহির্ভূত ওরস অনুষ্ঠানের আয়োজন, তার উজ্জল্য 
ও দীন্তি। 

যে সমস্ত আমল, রসম-রেওয়াজ ও “আকীদা-যার সংস্কার ও সংশোধনের 
জন্য খালিস ও বিশুদ্ধ দীনের এসব দৃঢ়চেতা ও মনোবলসম্পন্নসুবার্িগবৃন্দ ইরান 
ও তুর্কিত্তানের-দূর-দূরাত্ত থেকে এসেছিলেন-ক্রমে ক্রমে তাঁদের খানকাহগুলি 
এমন রাপলাভ করেছিল যে, অমুসলিম. জনবসতিগুলির জন্য এটা একটি 
_ বিব্রতকর সমস্যা ও প্রশ্ন হয়ে দীড়ায় যে, ইসলাম ও অন্যান্য ধর্মের ভেতর (যে 
সবের সংক্কার ও সংশোধনের নিমিত্ত ইসলামের এসব মুবান্িগ জল-স্থল অতিক্রম 
করে তশরীফষ এনেছিলেন) কার্যত পার্থক্য কি? তওহীদ শব্দের ব্যবহার এবং 
তওহীদের দাওয়াত ওয়াহদাতুল ওজুদের অর্থের ভেতরেই সীমাবদ্ধ হয়ে যায়। 
সুন্নত ও শরীয়তের অনুসরণ-যে বিষয়ের ওপর এ সমস্ত বুষর্গ এত বেশী. জোর 
দিয়েছিলেন, ' জাহিরীপন্থীদের প্রতীক চিহ্ন এবং হাকীকত অজ্ঞ লোকদের 
আলামত হিসেবে রূপ লাভ করে। শরীয়ত ও তরীকত দু'টি ভিন্ন ভিন্ন পথের 
নাম হিসেবে মেনে নেওয়া হয়-যার মধ্যে পারম্পরিক বিভিন্নতাই নয়, পারস্পরিক 
বিরোধও ব্র্তমান। বাদ্যযন্ত্র ও সামার যান্ত্রিক উপকরণসযূহ যেগুলিকে পূর্ববর্তী 
যুগে বুযুর্ণণণ এত কঠোর-কঠিনভাবে নিষিদ্ধ করেছিলেন, তা এই তরীকার 
“অন্তৰ্ভুক্ত হয়ে যায়। ব্যথা-বেদনা ও “ইশকের উপাদান যা ছিল চিশতিয়া তরীকার 
পুঁজি ও মূলধন- আজকের এ বাজারে এর এত দুর্ভিক্ষ দেখা দিয়েছে যে, 
অত্য-সন্ধানীকে'আজ আফসোসের সঙ্গে বলতে শোনা যাচ্ছে যে, দারিদ্র্য যে 
তরীকার ছিল গর্ব ও অহংকার, আজ তাই আমীরী চাল-চলন ও শাহী ঠাট-বাটে 


-".. এ সবের থেকে বেশী বিপ্বাত্মক পরিবর্তন এবং ইতিহাসের করুণ ' 
- পরিণতি এই যে; আল্লাহ্‌র যে সমস্ত বান্দার জীবনের লক্ষ্যই ছিল আল্লাহ্‌র সকল 
দিকে ঝুঁকিয়ে দেয়া এবং আল্লাহ্‌ ব্যতিরেকে. অন্য সব বস্তুতে আটকে -পড়া 
অন্তরকে মুক্ত করে এক আল্লাহ্র সঙ্গে জুড়ে দেওয়া এবং যাঁদের দাঁ“ওয়াত ও 


খাজা (র)-এর তা'লীম ও তরবিয়তের প্রভাব এবং তীর খলীফাদের ধর্মীয় ও সংারমূনক খিদমত ১৬৫ 
জীবন-যিন্দেণী ছিল আিয়ায়ে কিরাম (আ)-এর জীবন ও যিন্দেশীর প্রতিচ্ছবি 
রাগ? | 
৭] 1584013 একা 834 5 
35055 শত ও sl ১১৫ Be 1035 14 এ 
KAT ৬ NEE EET 8১ ১%% ত কু 446 2 

(০৯০৭7 ১৬4 Ci] 

“কোন ব্যক্তিকে আল্লাহ কিতাব, হিকমত ও নবুওত দান করবার পর সে 

মানুষকে বলবে যে, ‘আল্লাহর পরিবর্তে তোমরা আমার দাস হয়ে যাও” এটা তার 

“জন্য শোভন নয় ; বরং সে বলবে, “তোমরা রব্বানী হয়ে যাও, যেহেতু তোমরা . 
কিতাব শিক্ষা দান কর এবং যেহেতু তোমরা অধ্যয়ন কর।' 

“ফিরিশতাগণকে ও নবীগণকে  প্রতিপালকরূপে গ্রহণ করতে সে 
তোমাদেরকে নির্দেশ দেবে না। তোমাদের মুসলমান হওয়ার পর সে কি 
তোমাদেরকে কাফির হতে বলবে?” [সুরা আল-‘ইমরান ৪ ৮ম রুকু] * 

যমানার বিপ্লবাত্মক পরিবর্তনে স্বয়ং তীরাই প্রার্থিত বস্তু ও লক্ষ্য এবং তাদের 
আস্তানাগুলিই সিজদাস্থল ও উপাস্য বস্তুতে পরিণত হয়েছে! 


rt ৰ এ 
1 


| মাখদুমুল মুল্ক 
হযরত শায়খ শরফুদ্ীন আহমদ ইয়াহইয়া মুনায়রী (র) 


প্রথম অধ্যায় 


জীবনের ঘটনাবলী ও বিভিন্ন অবস্থা জন্ম থেকে 
বায়'আত ও এজাযত লাভ পর্যন্ত 


খান্দান 


নাম আহমদ, শরফুদ্দীন উপাধি, মাথদূম্থুল মুল্ক বিহারী তার খেতাব। 
পিতার নাম ছিল শায়খ ইয়াহইয়া । ইনি ছিলেন যুবায়র ইবন “আবদুল মুত্তালিবের 
অধঃস্তন পুরুষের অন্তর্গত । এদিক থেকে ভার খান্দান কুরায়শ বংশের প্রধান 
শাখা হাশিমী গোত্রের অন্তর্ভুক্ত । হযরত মুনায়রী রে)-এর পিতার পিতামহ 
মাওলানা মুহাম্মাদ তাজ ফকীহ স্বীয় যুগের বিখ্যাত “উলামা ও মাশায়িখে 
কিরামের অন্তর্গত ছিলেন। আল-খালীল শোম)১ থেকে আবাস স্থানান্তর করে 
বিহারের অর্তগত মুনায়র* নামক স্থানে বসতি স্থাপন করেন। কতক গ্রন্থকার 
তীকে সুলতান শিহাবুদ্দীন ঘোরীর সমসাময়িক বলেছেন! 

মাওলানা মুহাম্মাদ তাজ ফকীহ (র)-এর ব্যক্তিত্বের কারণে সুনায়র এবং 
তৎপাৰ্শ্ববর্তী এলাকাগুলিতে ইসলামের ব্যাপক প্রচার ও প্রসার ঘটে । কিছুকাল 
তিনি মুনায়র-এর অবস্থান করে স্বদেশে প্রত্যাবর্তন করেন এবং জীবনের বাকী 
অংশ খালীলেই অতিবাহিত করেন। তীর খান্দান দস্তুরমত মুনায়রেই থেকে যায়। 


১. বর্তমানে এ শহর হাশিমী রাষ্ট্র জর্দানের একটি শহর, বায়তুল মুকাদ্দাস থেকে প্রায় ১৫/১৬ মাইল দূরে 
অবস্থিত এবং হযরত খলীলুল্লাহ আ)-এর দাফনণাহ হবার সৌভাগ্য লাভে ধন্য। শরীফ ও নেককার 
লোকদের এটা প্রাচীন বসতি ৷ স্থানটি আবহাওয়ার মিষ্টি আমেজ, অধিবাসীদের বিনয়-নম ব্যবহার, 
মেহমানদারী ও উত্তম চারিত্রিক বৈশিষ্ট্যের জন্য মশহুর। 

২, এখন সাধারণভাবে 'মিনায়র” নামে মশহুর। কিন্তু প্রাচীন উত্স ও বর্ণনা থেকে জানা যায় যে, এর 
আসল উচ্চারণ “মুনয়ার' ছিল। ফারহাঙ্গে ইবরাহিমী -যার-অপর নাম শরফনামা ইবরাহিমী এবং 
শরফনামা আহমদ মুনায়রীও, যা ৮৬২ হিজরী থেকে ৮৭৯ হিজরীর মধ্যবতীকালের রচনা-এর 
ভুমিকায় এর লেখক ইবরাহীম কাওয়াম ফারুকী তীর কবিতার একটি চরণে কিতাবের নাম এভাবে 
ছন্দোবদ্ধ করেছেন 8০৪১৭ ০৯] 4; ৮৪১১ এ চরণটি তখনই ছন্দোবদ্ধ ও পমপাল্পার 
লাইব্রেরীর তালিকা সৃচীতে ইংরেজীতেও এভাবেই উল্লেখ করা হয়েছে অর্থাৎ মুলয়ারী 
(Munyari}: 


১৭০ সংগামী সাধকদের ইতিহাস 

শায়খ আহমদ শরফুদ্দীন (র)-এর নানা শীয়খ শিহাবুদ্দীন জগজ্জোত (র) 
কাশগড়। সেখান থেকে তিনি ভারতবর্ষে আসেন এবং জাঠলী নামক স্থানে 
অবস্থান খৃহণ করেন। জাঠলী পাটনা থেকে তিন মাইল দূরত্বে অবস্থিত । ইনি 
শায়খুশ শুয়ুখ হযরত শায়খ শিহাবুদ্দীন সুহ্রাওয়ারদী (র)-এর মুরীদমণ্ডলীর 
অন্তর্গত ছিলেন। যুহ্দ, পরহেযগারী ও দৃঢ়তার ক্ষেত্রে অত্যন্ত উচ্চ মরতবার 
অধিকারী ছিলেন এবং এ কারণেই 'জগজ্জোত' অর্থাৎ ‘দুনিয়ার আলো? উপাধিতে 
মশহুর হন। তীর এক কন্যার গর্ভে শায়খ আহমদ শরফুদ্দীন রে) এবং অপর 
কন্যার গর্ভে শায়খ আহমদ চরমপোশ (র)-এর মত নামী বুষর্গ পয়দা হন!” তিনি 
ছিলেন হযরত ইমাম হুসায়নের বংশধর। এদিক দিয়ে শায়খ শরফুদ্দীন (র)-এর 
মাতৃকুল সায়্যিদ বংশধর । 
জন্ম 

৬৬১ হিজরীর শাবান মাসের ' শেষ জুম'আর দিনে মুনায়র নাম স্থানে তীর 
জন্ম হয়। ১১. 4,৯ ছিল জন্য তারিখ। শায়খ শরফুদ্দীনের ভাই ছিলেন 
তিনজন যাদের নাম যথাক্রমে শায়খ খলীলুদ্দীন, শায়খ জালালুদ্দীন ও শায়খ 
হাবীবুদ্দীন। 
শিক্ষা 


অপব্যবহারে আফসোস প্রকাশ করেছেন! তিনি বলেছেন, একমাত্র কুরআনুল 

করীম ছাড়া এ জাতীয় কিতাবকে এভাবে রফ্ত করানো-যা ধর্মের দৃষ্টিতেও কোন 

সুফল বহন করে না, অবান্তর প্রচেষ্টা ছাড়া কিছু নয়। মা'দানুল মা'আনী" নামক 

গ্রন্থের ষষ্ঠ অধ্যায়ে তিনি বলেন 8 | 

১. সীরাতুশ শরফ' নামক গ্রস্থে বলা হয়েছে যে, মুনায়র নামক কসবাটি ৫৭৭ হিজরীতে খুসল- 
মানদের হাতে বিজিত হয়। গ্রন্থকার একটি এতিহাসিক নজীর তুলে ধরেছেন যা নিম্নরূপ $ 


: জীবনের ঘটনাবলী ও বিভিন্ন অবস্থা জনু থেকে বায়'আাত ও এজাযত নাভ গর্ত ১৭১ 


শৈশবে আমার উস্তাদ মহোদয়গণ আমাকে অনেক কিতাবই মুখস্থ 
করিয়েছিলেন। উদাহরণস্বরূপ মাসাদির, মিফতাহুল লুগত ইত্যাদির নাম 
উল্লেখ করা যেতে পারে। মিফতাহুল লুগাত বিশটি অংশের সমষ্টি একটি 
গ্রন্থ যার একটি. খণ্ডের মত আমাকে মুখস্ত করান। এর পরিবর্তে কুরআন 
মজীদই আমাকে মুখস্থ করাবার দরকার ছিল ১ 


নিতান্তই আফসোসের বিষয় এই যে, কোন ‘তাযকিরা’ গ্রন্থেই তীর প্রাথমিক 
উত্তাদগণের নাম এবং সেসব কিতাব ও ইল্মের বিস্তারিত বিবরণ নেই যা তিনি 
দেশে থেকে শিখেছিলেন। এতটুকু অনুমান করা চলে যে, তিনি মুনায়র থেকেই 
মাঝারী রকমের শিক্ষা লাভ করেন এবং সে যুগের বড় বড় উত্তাদের নিকট শিক্ষা 
লাভ করার মত গৌরব অর্জন করেন। 


মাওলানা শরফুদ্দীন আবু তাওয়ামার শিষ্যত্ব গ্রহণ এবং সোনারগীও সফর 


. দেশে থেকে শিক্ষালাভের যতখানি সুযোগ-সুবিধা লাভ করা সম্ভব ছিল, তা 
থেকে তিনি সম্পূর্ণ ফায়দা উঠাবার পর আল্লাহ্‌ পাক তীকে 'হল্ম হাঁসিলে 
পরিপূর্ণতা এবং আরও অধিকতর তরকী দানের উদ্দেশ্যে অন্যবিধ ইন্তেজাম 
করেন। দিল্লীর প্রখ্যাত, উত্তাদ মহোদয়গণের মধ্যে মাওলানা শরফুদ্দীন আবু 
তাওয়ামা যিনি সুলতান শামসুদ্দীন আলতামাশের রাজত্বকালে জ্ঞানমার্ণের 
একজন উজ্জ্বল জ্যোতিফত্বরূপ ছিলেন-সম্ভবত সুলতান গিক্নাছুদ্দীন বলবনের 
রাজতুকালেং তার নিকট ব্যাপক লোক .সমাগমের ফলে এবং হিংসুকদের 
ঈর্ষাকাতরতায় বাদশাহর ইঙ্গিতে তিনি দেশত্যাগে বাধ্য হন এবং সে যুগে 
ভারতবর্ষের মুসলিম সাম্রাজ্যের শেষ সীমান্ত শহর. সোনারগাঁও অভিমুখে যাত্রা 
করেন। পথিমধ্যে বিহার প্রদেশের ওপর দিয়ে অতিক্রম করাকালে তিনি 


১. মা'দানুল মা'আনী মতবায়ে শরফুল আখবার, পৃ. ৪৩1 

২. যদি এটা মেনেও নেয়া হয় যে, মাওলানা শরফুদ্দীন আবূ তাওয়ামার মুনায়র আগমনের সময় শায়খ 
শরফুদ্দীন আহমদ কমপক্ষে বারো বছর বয়ঙ্ক ছিলেন তাহলে এ সময় হিজরী ৬৭০ সাল সুলতান 
গিয়াছু্দীন বলবনের রাজতৃকাল। ইনি ৬৬৪ হি. থেকে ৬৮৬ হিজরী পর্যন্ত রাজত্ব করেন৷ এ থেকে 
জানা যায় যে, মাওলানা আবু ভাওয়ামা রে) সুলতান, গিয়াছুদ্দীন বলবনের ইঙ্গিতেই হিজরত 
করেছিলেন। 

৩, মুসলিম রাজত্বকালে সোনার গাঁও ছিল পূর্ববঙ্গের রাজধানী! এখন এটা একটি অখ্যাত জায়গা যা 
অবজ্ঞাত অবস্থায় পড়ে আছে এবং P১৭7০ পেয়নাম) নামে ঢাকা (বর্তমানে নারায়ণগঞ্জ) জেলার 
অন্তর্গত ব্রহ্মপুত্র নদ এর থেকে দু'ক্রোশ দুর দিয়ে গ্রবাহিভ। সোনার গীওয়ের চারপাশে বহু সংখ্যক . 
মসজিদের নিশানা পাওয়া যায় যা থেকে বুঝা যায়, কোন এককালে এটি একটি বিরাট বড় মুসলিম 
শহর ছিল। শেরশাহ গ্রাণড ট্রাংক রোড নামে পরিচিত যে শাহী সড়ক তৈরি করেছিলেন এটা তার শেষ 
মাথা। 


১৭২ সংগ্রামী সাধকদের ইতিহাস. 


কয়েকদিন মুনায়রে অবস্থান করেন। সম্ভবত সে সময় দিল্লী থেকে সোনার গীও 
যেতে এটি সরাইখানার ন্যায় কাফেলার বিশ্রামস্থল "ও জনবসতি ছিল। অধি- 
বাসীবৃন্দ জানতে পারে যে, দিল্লীর একজন যবরদস্ত ‘আলিম মুনায়র আসছেন। 
“মানাকিবুল আসফিয়া”্১ লেখকের বর্ণনামতে শায়খ শরফুদ্দীন ইয়াহইয়া শায়খ . 
মাওলানা শরফুদ্দীনের প্রগাঢ় পাণ্ডিত্য, নেক আমল ও তাকওয়া দৃষ্টে অত্যন্ত 
প্রভাবিত হন এবং বলেন যে, “ইল্মে দীন বা ধর্মীয় শিক্ষায় শিক্ষালাভ এমনি 
‘ইলম ও আমলের অধিকারী ব্যক্তিত্বের কাছ থেকেই করা উচিত। অতএব তিনি 
তীর পিতামাতার নিকট সোনার গীও যাবার অনুমতি প্রার্থনা করেন এবং তাঁদের 
এজাঘত লাভের পর তিনি মাওলানা শরফুদ্দীনের সাহচর্য অবলম্বন করেন এবং 
সোনার গাও গমন করেন। স্বয়ং শায়খ তদীয় গ্রন্থ “খাওয়ানে পুর নে'মত”-এর 
ষষ্ঠ মজলিসে উত্তাদ মুহতারাম সম্পর্কে নিজের প্রতিক্রিয়া ও ভক্তি-শ্রদ্ধা প্রকাশ 
করতে গিয়ে নিম্নরূপ ভাষার আশ্রর নেন 8 : 
১৭ 4S ১১51৩ HS ৪৪ বাড sl ১৪৭] ৮০৪05 ৬০ 
১৮৪৪] ple aly mS ER ০১৭০ ul ০৮০ ০৮৪৪৭ ৬৭ বল 
- - এট 5 ছিল 
অর্থাৎ “মাওলানা শরফুদ্দীন আবু তাওয়ামা রে) এমন একজন ‘আলিম 
ছিলেন সমগ্র ভারতবর্ষের দৃষ্টিই ছিল খাঁর প্রতি নিবদ্ধ এবং জ্ঞানের জগতে 
তীর সমকক্ষ তখন কেউ ছিলেন না ।”২ সোনার গাও পৌছে তিনি ইল্ম 
হাসিলের ভেতর একান্তভাবে নিবিষ্ট হয়ে যান। | Cn 
মানাকিবুল আসফিয়া’ প্রণেতা বলেন যে, জনাব মুনায়রী (র) অধ্যয়ন ও 
পাঠাভ্যাসে এতখানি নিমগ্ন ছিলেন এবং সময়ের এতখানি মূল্য দিতেন যে, ছাত্র 
ও আগভুকদের সাধারণ দত্তরখানে হাযির হওয়া এবং সবার সঙ্গে খানায় শরীক 
হওয়া ও সেখানে অধিক সময় অতিবাহিত করা তিনি সহ্য করতে পারতেন না। 
মাওলানা শরফুদ্দীন আবু তাওয়ামা তীর নিবিষ্টতা ও প্রকৃতির এ ধরনের গভীর 
দাবি দৃষ্টে তীর জন্য স্বতন্ত্র ইন্তেজাম করেন! তীর খাবার অতঃপর তীর নিজ 
কক্ষে পাঠিয়ে দেওয়া হ’ত ৷" | 
১. ল্মানাকিবুল আসফিয়ার” লেখক মাখদূম শাহ শৃ'জায়ব। ইনি হযরত শায়খ শরফুদ্দীন আহমাদ 
মুনায়রী (র)-এর চাচাতো ভাই এবং শায়খ ‘আবদুল’ আবীয ইবনে মাওলানা মুহাম্মাদ তাজ ফকীহ 
(র)-এর- পৌত্র। এদিক দিয়ে এ গহ শায়খ শরফুনদীন রে)-এর জীবন-বৃত্তান্তের প্রাচীনতম ও খান্দানী 
উৎস 
২. খাওয়ানে পুরানে'খৃত ১৫ পৃ., মাতবায়ে আহমদী। 
ও. মানাকিরুল আসফিয়া, পৃ. ১৩১-৩২! 


জীবনের ঘটনাবলী ও বিভিন্ন অবস্থা জনয থেকে বায়'আত ও এজাযত মাত পর্যন্ত ১৭৩ 


শায়খ শরফুদ্দীনের এ সময়টা গভীর নিবিষ্টতা ও একাকিত্বের মাঝে 
অতিবাহিত হয়! বলা হয়ে থাকে যে, সোনার গীও অবস্থানকালে দেশ থেকে যে 
সব চিঠিপত্র এসে পৌছুত তিনি সেগুলিকে একটি ঝুড়িতে নিক্ষেপ করতেন এবং 
এগুলি এই ধারণায় পড়তেন না যে, না জানি এর কারণে তার প্রকৃতিতে 
বিশৃঙ্খল, মানসিক বিপর্যয় ও অশান্তির কারণ ঘটে এবং উদ্দেশ্য হাসিলের পথে . 
তা বীধা ও বিঘ্নের সৃষ্টি করে৷ 

শায়খ মুনায়রী (র) সোনার গীওয়ে মাওলানার খিদমতে প্রচলিত সর্বপ্রকার 
জ্ঞানে ব্যুৎপত্তি লাভ করেন। ধর্মীয় শিক্ষা ও কল্যাণকর জ্ঞানে পরিপূর্ণতা লাভের 
পর মহান উত্তাদের মনে খাহেশ সৃষ্টি হয় যেন তিনি (শায়খ মুনায়রী) সে সমস্ত 
*ইল্‌মও হাসিল করেন যা সে যুগের তরুণ ও উৎসাহী যুবকেরা অত্যন্ত 
আগ্রহতরে শিক্ষালাভ করত। যেমন, রসায়নশাস্্র ইত্যাদি। শায়খ মুনায়রী (র) 
. এতে আপত্তি করেন এবং বলেন যে আমার জন্য ধর্মীয় শিক্ষাই যথেষ্ট । 


বিবাহ 

মাওলানা শরফুদ্দীন আবূ তাওয়ামা (রে) মূল্যবান রত্ুসম এই যুবকের 
উপযুক্ত কদর ও সম্মান প্রদান করতে এতটুকু কুণ্ঠিত হন নি। স্বীয় কন্যাকে 
শায়খ শরফুদ্দীন আহমদ ইয়াহ্ইয়া মুনায়রী রে)-এর সঙ্গে বিবাহ দিয়ে তাকে 
. জামাতারূপে গ্রহণ করেন। সোনার গীওয়ে অবস্থানকালেই শায়খ সুনায়রীর জ্যেষ্ঠ 
পুত্র শায়খ যাকীউদ্দীন জন্মগ্রহণ করেন! 
দেশে প্রত্যাবর্তন: 

কতক জীবনী-রচয়িতার বর্ণনামতে শিক্ষা সমাপনান্তে যখন তিনি চিঠির 
- . ঝাঁপি খোলেন, তখন প্রথম চিঠি খুলতেই তিনি তাতে শায়খ ইয়াহ্ইয়া (র)-এর 
ইন্তিকালের সংবাদ দেখতে পান। এ সংবাদ মিলতেই তার মায়ের কথা মনে 
পড়ে এবং সন্তানের মনে উছলে ওঠে মাতৃভক্তিরসের ফরুধারা। তিনি দেশে 
ফিরবার জন্য শ্রদ্ধেয় উত্তাদের নিকট এজাযত চাইলেন এবং পুত্র শায়খ 
যাকীউদ্দীনকে সাথে নিয়ে মুনায়র প্রত্যাবর্তন করেন ।২ eT 

. শায়খ ইয়াহইয়া মুনায়রী রে)-এর ইন্তিকাল হয় এঁতিহাসিকদের মতে ৬৯০ 
হিজরীর ১১ই শরা'বান তারিখে । এজন্য এটা স্বীকার করতে হয় যে, তীর (শায়খ 
শরফুদ্দীন-এর) দেশে প্রত্যাবর্তনকাল ছিল ৬৯০ হিজরীর কোন এক মাস। এর 
হন শরফ, পৃ ৪৬ ও নুযহাতুল খাওয়াতির, হয় খণ্ড, পৃ. ৯। | 
২. সীরাতুশ শরফ, পৃ. ৫২। ॥ 


১৭৪ | সংগ্রামী: সাধকদের ইতিহাস 


চেয়ে বেশী বিলম্বের সুযোগ এজন্য নেই যে, শায়খ নাজীবুদ্দীন.ফিরদৌসী-যার 
হাতে তিনি দিন্নী গিয়ে বায়'আত হয়েছিলেন- ইন্তিকাল করেন ৬৯১ হিজরীতে ৷ 
এ জন্য মুনায়র প্রত্যাবর্তন এবং দিল্লী পৌছা ৬৯০ হিজরীর শেষ কিংবা ৬৯১ 
হিজরীর প্রথম দিককার ঘটনা বলে স্বীকার করতে হয়। এ যুগে সফরে দুঃখ-কষ্ট- 
যাতনা এবং সোনার গাও থেকে দিল্লী পর্যন্ত দুরত্ব দৃষ্টে এ বর্ণনা স্বীকার করে 
নিতে কিছুটা কষ্ট হয় এবং এ ঘটনাও সন্দেহ থেকে মুক্ত নয় যে, তিনি ৬৯০ 
হিজরী পর্যন্ত চিঠি খুলে দেখেন নি আর পিতার ইন্তিকালের পরপরই তীর চিঠির 
বাঁপি খোলার সুযোগ হয়, আবার তাও খুলতেই হাতে পড়ে পয়লাতেই তীর 
পিতার মৃত্যু সংবাদ সংক্রান্ত চিঠিটা । কাজেই শায়খ মুনায়রী (র)-এর দেশে 
ফেরার একমাত্র কারণ শুধু একটি চিঠির আকস্মিক পাঠই বলা ঠিক হবে না, বরং 
এ থেকে এটা অবশ্যই প্রকাশ পায় যে, তিনি ৬৯০ হিজরীর পূর্বে তীর স্বদেশভূমি 
সুনায়রে প্রত্যাবর্তন করেন নি। কেননা এই প্রত্যাবর্তনকালে কোন জীবনীকারই 
তার সঙ্গে তার পিতার সাক্ষাতের কোন বর্ণনা উল্লেখ করেন নি। মানাকিবুল 
সারাটি গা জবার হারার কাটি গানারী ভাত বটে বলা 
হুয়েছেঃ 
সেখান থেকে তিনি মুনায়র প্রত্যাবর্তনের নিয়ত করলেন। মায়ের খিদমতে 
উপস্থিত হয়ে স্বীয় জ্যেষ্ঠপুত্র (শায়খ যাকীউদ্দীন)-কে তীর দাদীর কোলে 
তুলে দিলেন এবং বললেন যে, একেই আপনার সন্তান মনে করুন। আর 
আমাকে এজাযত দিন যেন যেখানে ইচ্ছা আমি যেতে পারি এবং মনে 
করবেন যে, শরফুদ্দীন মারা গেছে। এরপর তিনি দিল্লী রওয়ানা হয়ে যান 
এবং দিল্লীর মহান বুযুর্গগণের খিদমতে হাযির হন।৯ ' 
যাই হোক, তীর উচ্চ মনোবল, সত্যের প্রতি প্রবল আগ্রহ ও নিষ্ঠা এবং 
ইশকে ইলাহীর সুণ্ড ক্ষুলিংগ তাকে এর এজাযত দেয়নি বে, তিনি যাহিরী “ইলমে 
পরিপূর্ণতা লাভকেই যথেষ্ট মনে করে মুনায়র অবস্থান করবেন এবং যাহিরী : 
‘আলিমদের ন্যায় দর্স ও তাদরীস তথা পঠন ও পাঠনকেই একমাত্র পেশা 
এবং বলেন যে, একেই আমার স্মৃতি ও খান্দানের আশার বাতি জেনে নিজের 
_ কাছে রাখুন, ইক 
আমার পরম লক্ষ্য ও আরাধ্যকে আমি লাভ করতে পারি। - 


১. মানাকরুল আসফিয়া, পৃ. ১৩২7 


জীবনের ঘটনাবলী ও বিভিন্ন অবস্থা জনু থেকে বা'আত ও এজাযভ লাভ গণি ১৭৫ 


দিল্লী সফর ও একজন মহান বুযর্ণের নির্বাচন 

যাই হোক, ৬৯০ হিজরীর শেষভাগে কিংবা ৬৯১ হিজরীর প্রথমপাদে তিনি 
দিলী রওয়ানা হন। জ্যেষ্ঠ ভ্রাতা শায়খ জলীনুদ্দীন ছিলেন সফরসঙ্গী । অনুমান 
করা যায় যে, প্রগাঢ় পাণ্ডিত্যের অধিকারী উত্তাদের তা'লীমের ফয়েয ও বরকতে 
এবং স্বীয় প্রকৃতিগত সৃক্ম উপলব্ধি থেকে তার মধ্যে সমসাময়িক ‘উলামা ও 
মাশায়িখে কিরামকে তী্ষ্ম বিশ্লেষণী দৃষ্টিতে দেখার অভ্যাস এবং যাহিরী ইলমের 
মানদণ্ডে পরীক্ষা-নিরীক্ষা প্রবৃত্তি গড়ে উঠেছিল । দিল্লী পৌছে তিনি যে যুগের 
বিখ্যাত বুযর্গদের দরবারে হাযিরা দেন এবং তাদেরকে এই দৃষ্টিতে দেখতে 
থাকেন যে, এঁদের মধ্যে কাকে তীর মুরশিদ হিসেবে গ্রহণ করা যায়। কিন্তু 
জীবনীকারদের বর্ণনানুসারে দিল্লীর বুষর্গানে দীন ও মাশীয়িখে কিরামের মধ্যে 
কেউই তীর দৃষ্টিতে গ্রহণযোগ্য মনে হ’ল না। মানাকিবুল আসফিয়ার বর্ণনা 
মুতাবিক তিনি সবার দরবারে হাধিরা দেবার পর বলেন, “এটাই যদি হয় 
গীর-মুরীদী তবে আমিও একজন পীর”? ১১ ৮০১ ০১-১ ১৫। শুধু হযরত 
সুলতানুল মাশায়িখ শায়খ নিজামুদ্দীন রে)-এর খিদমতে হাযির হয়ে তিনি 
গ্রভাবাৰিত হয়েছিলেন। শায়খ মুনায়রী (র) ও সুলতানুল মাশায়িখ রে)-এর 
মাঝে কিছু জ্ঞানগর্ভ আলোচনা হয়। সুলতানুল মাশারিখ রে) তার বিভিন্ন প্রশ্নের 
যুক্তিপূৰ্ণ উত্তরও দিয়েছিলেন। হযরত খাজা রে) তাকে ভক্তি ও সম্মান করেন 
এবং পানের একটি থালা পেশ করেন ও বলেন £ ০৮০১ ৩৯৯১৪ ১০১ 
“একটি বাজপাখী উচ্চে উড্ভীয়মান, কিন্তু আমাদের জালের ভাগ্যে নেই তাকে 
ধরার ও বন্দী করার ।” | 

এরপর তিনি দিল্লী থেকে পানিপথ আসেন এবং শায়খ বু'আলী (শরফুদ্দীন) 
কলন্দর পানিপথীর খেদমতে হাযির হন। সেখানেও তিনি তার লক্ষ্য ও আরাধ্যের 
সন্ধানে ব্যর্থ হন। তিনি বলেন £ 


~~ ays el খর al d= 91 [০1741 Ex 
| 531 ৩১৪ 
অর্থাৎ “শায়খ আছে, কিন্তু পরাজিত অবস্থায়, অন্যের তরবিয়ত দিতে তিনি 
অপারগ ও অক্ষম 1২ 


১.এ। 
২. মানাকিবুল আসফিরা, পৃষ্ঠা ১৩২! 


১১৭৬ সংগ্রামী সাথকদের ইতিহাস 


শায়খ নাজীবুদ্দীন ফিরদৌসী (র) 

দিন্বী ও পানিপথ থেকে নিরাশ হয়ে ফিরে আসার পর জ্যেষ্ঠ ভ্রাতা শায়খ 
জলীলুদ্দীন খাজা নাজীবুদ্দীন ফিরদৌসী রে) প্রসঙ্গে আলোচনা করেন এবং তার 
তরীকা ও গুণাবলীর বর্ণনা দেন। শায়খ মুনায়রী রে) বললেন যে, দিল্লীর যিনি 
কুতুব ছিলেন (অর্থাৎ হযরত নিজায়ুদ্দীন আওলিয়া) তিনিই যখন একটি পানপাতা 
দিয়ে ফিরিয়ে দিলেন, তখন আর অন্যের কাছে গিয়ে কী করব? ভাই যখন বেশী 
গীড়াগীড়ি করতে: লাগলেন তখন তিনি সাক্ষাতের জন্য মনস্থির করেন এবং 
দিন্নীর উদ্দেশ্যে রওয়ানা হন৷ তিনি এমন শান-শওকতের সঙ্গে দিল্লী পৌছেন 
যে, তার মুখে পান-পোরা ছিল আর কিছু পান ছিল রুমালে বাধা অবস্থায় । খাজা 
নাজীবুদ্বীন ফিরদৌসী রে)-এর দৌলতখানার নিকটে পৌছতেই তার এক ধরনের 
কীপুনি দেখা দেয় এবং তিনি ঘর্মাক্ত কলেবর হয়ে পড়েন। এতে তিনি আশ্চর্য হন 
এবং বলেন যে, ইতিপূর্বেও আমি অন্যান্য মাশায়িখে কিরামের দরবারে হাযির 
হয়েছি, কিন্তু কোথাও এ ধরনের অবস্থার সম্মুখীন হইনি। 

তিনি হযরত শায়খ ফিরদৌসী (র)-এর খিদমতে গিয়ে পৌছুলেন। তার 
ওপর শায়খের নধর পড়তেই তিনি বললেন যে, মুখে পান, আবার রুমালে 
পানের পাতা, অথচ দাবি যে, আমিও শায়খ! একথা শুনতেই তিনি মুখ থেকে 
পান বের করে ফেলেন এবং ভীত-সন্্রস্ত অবস্থায় ভদ্র ও বিনীতভাবে উপবেশন 
করেন। কিছু সময় অতিবাহিত হবার পর তিনি বায়“আতের জন্য দরখাস্ত করেন। 
হযরত খাজা নাজীবুদ্দীন ফিরদৌসী রে) এ দরখাস্ত কবুল করেন এবং তাকে 
সিলসিলাভূক্ত করে নেন১ ও এজাযত প্রদান করে বিদায় দেন৷ 


* ১. মানাকিবুল আসাফিয়া, পৃ. ১৩২। 


EEE দ্বিতীয় অধ্যায় : 
ভারতবর্ষে ফিরদৌসীয়া সিলসিলা এবং 
এর মহান বুযুর্গগণ 


খাজা নাজমুদ্দীন কুবরা রে) | 

বুযর্ণকুল শ্রেষ্ঠ ‘আওয়ারিফুল মা'আরিফ' প্রণেতা ও সুহ্রাওয়ারদিয়া তরীকার 
ইমাম শায়খ শিহাবুদ্দীন “উমর সুহরাওয়ারদীর মহান পিতৃব্য শায়খ-ই-তরীকত 
খাজা যিয়াউদ্দীন আবুন নাজীব ‘আবদুল কাহির সুহ্রাওয়ারদী (র) (ওফাত ৫৬৩ 
হিজরী)-এর শ্রেষ্ঠতম খলীফাবৃন্দের মধ্যে আবুল জনাব আহমদ ইবনে ‘উমর যিনি 
সাধারণত খাজা নাজযমুদ্দীন কুবরা (র)১ নামে সমধিক খ্যাতির অধিকারী একজন 
বুযর্ ছিলেন। খাওয়ারিযূম ছিল তার জন্মভূমি । তিনি তাসাওউফ ও আধ্যাত্মিক 
তরীকার সাধন-পথের একজন উচ্চ মর্যাদার অধিকারী ছিলেন। বুযর্গকুল 


শিরোমণি শায়খ শিহাবুদ্দীন সুহরাওয়ারদীও ব্ূহানী সম্পর্কের দিক থেকে নিজের . ' 


জ্যেষ্ঠ ভ্রাতা মনে করে এবং স্বীয় মুরশিদের স্থলাভিষিক্ত ও গন্দীনশীন জেনে তীর 
অত্যন্ত আদব ও সম্মান করতেন। “আওয়ারিফুল মা“আরিফ' (যা এর প্রণেতার 
যুগের পর থেকে আজ পর্যন্ত তরীকতের আগ্রহী পথিকের জন্য সংবিধান ও 
সঞ্জীবনী সুধাস্বরূপ) যখন তিনি প্রণয়ন করেন, তারপরই তা শায়খ নাজমুদ্দীন 
রে)-এর খিদমতে পেশ করেন। তিনি তা পড়ে দেখেন এবং সাধারণ্যে গৃহীত 
হবার ও চিরস্থায়িত্‌ লাভের জন্য দু'আ করেন। ঃ 
| হযরত শায়খ নাজযুদ্দীন (র)-এর ওপর তাওহীদ ও আত্মবিলোপ, মুহববত 
ও ‘ইশৃ্‌কে ইলাহীর পরিবেশেরই প্রাবল্য ছিল ।'তিনি গোপন রহস্য ও সৃষ্মাতিসুদ্ম 
বিষয় বর্ণনার ক্ষেত্রে অত্যন্ত উচ্চ দরজার অধিকারী ছিলেন। মানাকিবুল ' 
আসফিয়ার লেখক বলেন £ : 
১. তার উপাধি ছিল কুব্রা। যেহেতু ছাত্রাবস্থায় বাহাছ ও বিতর্ক সভায় তিনি প্রতিপক্ষকে সহজেই খায়েল 
করে দিতেন, ফলে তার উপাধি পড়ে যায় ১1] .25/111 (বড় আপদ) । ব্যবহারের আধিক্যে 
27741 বাদ পড়ে গিয়ে শুধু ‘কুবরা’ থেকে গেছে। দেখুন খাযীনাতুল আসফিয়া, পৃ. ২৫৯। 


স্গাসী সাধক (৩য় খণ্ড)-১২ 


১৭৮. সংগ্রামী সাধকদের ইতিহাস 


তিনি তাওহীদ, মা'রিফাত, তরীকত ও হাকীকতের উসুল ও কায়দা-কানুনের 

ব্যাপারে অত্যন্ত বিরাট ও সুক্মাতিসুন্ধ বিষয়ে ইশারা-ইঙ্গিত দিতেন! আরবী 

ও ফারসী ভাষায় গদ্যে ও পদ্যে তাঁর লেখা ছিল প্রচুর। এসব লিখিত গ্রন্থের 

. মধ্যে 'তাবাসির এবং সলুকের তরীকা বর্ণনামূলক একটি ছোট্ট পুস্তিকা সারা 

ভারতীয় উপমহাদেশে মশহুর ছিল। ৰ 
যার ভেতর ‘ইশক ও মন্ততার আশ্চর্যজনক অবস্থা, দুঃখ-জ্বালা ও দ্রবীভূত হওয়া 
এবং পাগলপারা ও আত্ম-নিমগ্নতার আশ্চর্য এক বিশ্ব দৃষ্টিগোচর হয়। 

তিনি ৬১০ হিজরীর ১০ই জমাদিউল আওয়াল খাওয়ারিযূম “এ তাতারীদের 
বিরুদ্ধে পুরুষসিংহের ন্যায় লড়তে লড়তে শীহাদতবরণ করেন। খলীফাবৃন্দের 
মধ্যে শায়খ মাজদুদ্দীন বাগদাদী পেমিরসাদুল “ইবাদ' প্রণেতার শায়খ), শায়খ 
সা'দুদ্দীন হামুবিয়া, বাবা কামাল জুনায়দী, শায়খ রাষীউদ্দীন আলীলানা, শায়খ 
সায়ফুদ্দীন বাখরযী, শায়খ নাজমুদ্দীন' রাষী, শায়খ জামালুদ্দীন মন্ধী এবং 
মাওলানা বাহাউদ্দীন বিশেষভাবে উল্লেখযোগ্য । “মানাকিবুল আসফিয়া'তে বলা 
হয়েছে যে, খাজা ফরীদুদ্দীন “আত্তারও তীর মুরীদতুক্ত ছিলেন৷? | 
ভারতীয় উপমহাদেশে কুবরোবী সিলসিলার আগমন 

হযরত খাজা নাজমুদ্দীন কুবরা (র)-এর তরীকাকে “তরীকায়ে কুবরোবিয়া" 
বলা হয়। তিনটি পথে এ তরীকা ভারতবর্ষে পৌছে। তন্মধ্যে একটি আমীর 
সায়্যিদ ‘আলী ইবনুশ শিহাব হামদানী কাশ্মীরি (র) (ওফাত ৭৮৬ হিজরী)-এর 
মাধ্যমে যিনি শায়খ শরফুদ্দীন মাহমূদ ইবনে ‘আবদুল্লাহ আল-মাযবেকানীর 
খলীফা ছিলেন। তিনি আবার শায়খ আলাউদ্দীন সিমনানী (র) থেকে 
এজাযতপ্রাপ্ত ছিলেন এবং তিনি তিনটি মাধ্যম ও সূত্রে খাজা নাজমুদ্দীন কুবরা 
€র) থেকে এজাযতত্রাপ্ত ছিলেন । সায়্যিদ “আলী হামদানী রে) ৭৭৩ অথবা ৭৮০ 
হিজরীতে কাশ্মীর আগমন করেন এবং তীর এঁকান্তিক তবলীগ ও ফলপ্রসু 
চেষ্টা-সাধনার ফলে কাশ্মীরের অধিকাংশ জনবসতি মুসলমান হয়ে যায়। 
কুবরোবিয়া হামদানিয়ার এ সিলসিলা কাশ্মীরে একাদশ শতাব্দী পর্যন্ত সজীব ও 
প্রাণবন্ত থাকে৷ এই সিলসিলায় একজন মহান বুযর্গ ছিলেন মাওলানা ইয়াকুব 
সরফী কাশ্মীরি ওফাত ১০০৩ হিজরী) যিনি স্বীয় যুগে হাদীছ ও তাফসীরশান্ত্রে 
- একজন বড় ‘আলিম ‘আল্লামা ইবনে হাজার হায়তামী মন্ধীর ছাত্র এবং ইমামে 

রাব্বানী হযরত মুজাদ্দিদ আলফে-ছানী (র)- এর শিক্ষকদের অন্তর্গত। এ 
সিলসিলা কাশ্মীরে এখন পর্যন্ত তার অস্তিভ্ টিকিয়ে রেখেছে। 


১. মানাকিবুল আসফিয়া, পৃ. ৯৯। 


ভারতবর্ষে ফিরদৌসীয়া সিলসিলা এবং এর মহান বুযুর্গণণ ১৭৯ 


কুবরোবিয়া তরীকা ভারতীয় উপমহাদেশে পৌছবার দ্বিতীয় মাধ্যম ছিল 
আমীরুল কবীর শায়খুল ইসলাম সায়্যিদ কুত্বুদ্দীন মুহাম্মাদ মাদানী (ওফাত 
৬৭৭ হিজরী) যিনি হযরত খাজা নাজসুদ্দীন কুবরা (র)-এর অন্যতম খলীফা 
ছিলেন। তিনি সুলতান কুত্বুদ্দীন আয়বেকের অথবা সুলতান শামসুদ্দীন 
আলতামাশের যমানায় ভারতবর্ষে আসেন এবং দীর্ঘকাল পর্যন্ত দিশ্লীতে শায়খুল 
ইসলাম পদে সমাসীন ছিলেন। অতঃপর কড়া (মানিকপুর) জয় করে তিনি 
সেখানেই বসবাস শুরু করেন।১ তিনি একই মাধ্যমের খলীফা ছিলেন শায়খ 
. “আলাউদ্দীন জুয়ুরী (ওফাত ৭৩৪ হিজরী)-এর ৷ এ সিলসিলা বড় বড় মাশায়িখ 
সৃষ্টি করেন। এ সিলসিলাই সিলসিলায়ে জুনায়দিয়া নামে দাক্ষিণাত্যের কিছু কিছু 
অংশে এখনও বিদ্যমান আছে। 
ভারতীয় উপমহাদেশে ফিরদৌসিয়া সিলসিলার আগমন 

' এ সিলসিলারই একটি শাখা ফিরদৌসিয়া নামে পরিচিতি লাভ করে। হযরত 
খাজা নাজমুদ্দীন কুবরা (র)-এর একজন মহান খলীফা ছিলেন খাজা সায়ফুদ্দীন 
বাখরযী (র)। এঁরই খলীফা খাজা বদরুদ্দীন সমরকন্দী রে) ফিরদৌসী সিলসিলার 
মহান বুষর্গণণের 'ভেতর সর্বাগ্রে ভারতীয় উপমহাদেনে আগমন করেন এবং 
এখানে অবস্থান ও বসবাস করা শুরু করেন। ফিরদৌসিয়া তরীকার বুনিয়াদ 
তিনিই প্রতিষ্ঠা করেন। 


খাজা বদরন্দীন সমরকন্দী পে) . 

খাজা বদরুদ্দীন (র)-এর তরীকার বৈশিষ্ট্য ফানা (ধ্বংস ও আত্মবিনাশ) ও 
আত্মবিলোপ, ইচ্ছাশক্তি ও গ্রহণশক্তি পরিত্যাগ এবং কারামত ও অতি অদ্ভূত 
কার্যকলাপ জনসমক্ষে গোপন রাখা । সে সময় ভারতীয় উপমহাদেশে চিশতিয়া 
সিলসিলা সর্বজনগ্রাহ্য ও জনপ্রিয় হতে চলেছিল। হযরত খাজা কুত্বুদ্দীন 
বখতিয়ার কাকী রে) হিদায়াত ও ইরশাদের মধ্যাহ গগনে প্রদীপ্ত সূর্যের ন্যায় 


১. তীর বংশে ভারতীয় উপমহাদেশের বড় বড়. “উলামা, মাশায়িখ ও মুজাহিদ পয়দা হন, খাদের মধ্যে 
হযরত সায়্যিদ আদম বিনুরী (র)-এর খলীফা হযরত শাহ “আলামুল্লাহু নক্শবন্দী রায়বেরেলবী, 
হযরত সায়্যিদ আহমাদ শহীদ (র), হযরত মাওলানা খাজা আহমদ নাসিরাবাদ (র) অত্যন্ত মশহুর 
ছিলেন। 'নুষহাতুল খাওয়াতির” এর লেখক মাওলানা সায়্যিদ ‘আবদুল হাই এ বংশেরই একটি উজ্জ্বল 
জ্যোতিক। 

২. হযরত শায়খ রুকনুদ্দীন ফিরদৌসীর পূর্বে এই সিলসিলার ‘ফিরদৌসী' নামকরণ দৃষ্টিগোচর হয় না। 
সাধারণভাবে এই সিলসিলার মহান বুযর্গগণ এবং তাদের সিলসিলাকে 'কুবরোবিয়া" বলা হয়। এর 
খ্যাতি ছড়িয়ে পড়ে প্রকৃতপক্ষে হযরত শায়খ রুকনুদ্দীন ফিরদৌসীর সময় থেকে । সেই সময়কে ' 
এই সিলসিলা বুযুর্গগণ ফিরদৌলী নামে কথিত হন। পেরর্জীপৃষ্ঠায় দেখুন) 


১৮০ সংগ্রামী সাধকদের ইতিহাস 

অবস্থান করছিলেন। খাজা বদরুদ্দীন সমরকন্দী (র)-কে এমনই একটি যুগে এবং 
যার মধ্যে সাধারণ সম্প্রীতির সর্বজনগ্রাহ্যতার উপকরণ কম ছিল এবং যার 
বুষৰ্গগণ আধ্যাত্মিক অবস্থার গোপনীয়তাকে প্রকাশ্য অরস্থার ওপর আগ্রহ্তরেই 
অগ্রাধিকার দিতেন। “মানাকিবুল আসফিয়া” প্রণেতা যিনি নিজেও. ফিরদৌসী 
তরীকার একজন অনুসারী ছিলেন-লিখেছেন £ 


হাসিল করাকে অবশ্য কর্তব্য বলে মনে করবে এবং তদনুষায়ী আমল 
করবে, আমল করবে খালেসভাবে একমাত্র আল্লাহ্‌র জন্যই। কেননা 
আমলবিহীন “ইলৃম যেমন কল্যাণবর্জিত, তেমনি ইখলাস (নিষ্ঠা)-বিহীন 
আমলও ফলপ্রসূ নয়। কারামত (অলৌকিকতা) লাভের প্রত্যাশী হবে না। ' 
ইবাদত-বন্দেগীতে দৃঢ়তা ও অবিচল নিষ্ঠাই প্রকৃত কারামত। ভারতীয় 
উপমহাদেশে ফিরদৌসিয়া তরীকার উসুল ও কায়দা-কানুনের বুনিয়াদ 
প্রতিষ্ঠিত হয়েছিল খাজা বদরুদ্দীন সমরকন্দী রে) এবং তীর মহান 
গীর-মুরশিদগণের হাতে। এর পূর্বে সর্বসাধারণ ও বিশিষ্টজনেরা আল্লাহ্‌র 
ইচ্ছা ব্যতিরেকে অত্যদভূত কার্যকলাপ ও কারামতের ভিত্তিতেই পীর-মুরীদী 
. ক্রতেন। জানা যায় যে, খাজা কুত্বুদ্দীন বখতিয়ার কাকী (র)-এর যমানায় 
ভারতীয় উপমহাদেশে বহু সুহাক্কিক তরীকতপন্থী ছিলেন যেমন শায়খুল 
ইসলাম শায়খ বাহাউদ্দীন যাকারিয়া (র), শায়খুল ইসলাম শায়খ নাজমুদ্দীন 
সুগরা (যিনি 'দিন্নীর শায়খুল ইসলাম ছিলেন), শায়খুল ইসলাম খাজা 
বদরুদ্দীন সমরকন্দী (র), শায়খুল ইসলাম শায়খ খু'ঈনুদ্দীন সিজধী রে) 
যিনি খাজা কুত্রুদ্দীন বখতিয়ার (র)-এর পীর ছিলেন। আল্লাহ্‌ পাক এঁদের 
সবার প্রতি রহমত নাযিল করুন। কিন্তু বিশিষ্ট ও সাধারণ জনগণের ধাবমান 
+ গতি যেভাবে হযতর খাজা কুত্ুদ্দীন বখতিয়ার কাকী (র)-এর দিকে ছিল, 
দের নন অনি পরশেতার বর্ণনা দৃ্েও ধতীয়মান হয়। ভিনি বলেন ৪ খাজা 
ক্নুদ্দীন ভারতবর্ষে এরূপ শান-শওকভে আগমন করেন যে, আরব ও আরব-বহির্ভূত অঞ্চলেও তীর 
:. ফর়েষ ও প্রভাব পৌছে যায়। তিনি স্বীয় তরীকতের পীরদের শাজরার প্রভাব সৃষ্টি করেন এবং 
' “মাশায়িখে ফিরদৌসী' নামে বিখ্যাত হন। এই শাজরার সঙ্গে জড়িত যারা, তাঁরা নিজেদের 
সিলসিলাকে এই নামেই ডেকে থাকেন এবং ফিরদৌসী নামে স্মরণ করেন। বহু পুরনো প্রবাদ 
পল ০৭ 43553 4111 এ 4115 ৪৮০০1 5 553 58181 আসমান থেকে নাম 
অবতীর্ণ হয়। এটা আল্লাহ্‌র দান, যাকে ইচ্ছা তিনি দান করেন। মানাকিবুল আসফিয়া, পৃ- ১২৫। 


ভারতবর্ষে ফিরদৌসীয়া সিলসিলা এবং এর মহান বুযুর্গণণ ১৮১ 


তা এঁ সমস্ত বুযৰ্গের কারও প্রতিই তেমন ছিল না। এর কারণ হযরত খাজা 
কুত্রুদ্দীন (র) থেকে অত্যন্ত কার্যাবলী ও কারামত বহুল পরিমাণে 
. প্রকাশিত হত। 
মানাকিবুল আসফিয়া'র লেখক তীর মিযাজ ও প্রকৃতি এবং ভার তরীকার ' 
বৈশিষ্ট্য বৰ্ণনা করতে গিয়ে আরও লিখেছেন ৪ 
খাজা বদরুদ্দীন সমরকন্দী (র)-এর ধরন-ধারণ ভারতবর্ষের অপরাপর 
বুঘুর্ণের ধরন-ধারণ থেকে আলাদা ছিল। ভারতবর্ষের বুযর্গগণের 
অধিকাংশই 'সংসার-তরণীর কর্ণধার ছিলেন এবং কেউ কেউ রিয়াযত ও 
যুজাহাদার মধ্যে কাল কাটাতেন। খাজা বদরুদ্দীন সমরকন্দী (র)-এর 
তরীকা ছিল শত্তারিয়া “ইশকিয়া তরীকা। এ তরীকার 'ভিত্তিভূমি ছিল 
অবলঘ্িত ইচ্ছাধীন .“ফানা'র ওপর এবং এ তরীকার সালিক (আধ্যাত্মিক 
পথের পথিক)-গণের আমল 19353 ১11৪ 1১৭৬০ অর্থাৎ “মৃত্যুর পূর্বেই 


মৃত্যুবরণ কর”-এর ওপর। এটা আল্লাহ্‌র রাহের এবং রূহানিয়াত গগনের -.. 


দ্রুত উড্ডয়নগামী পাখি। এই প্রথম পদক্ষেপেই কলহ-কোন্দল অতিক্রম 

করে যায় এবং জীবনের ওপর সহজেই বাজী ধরে। সাধকের বিরাট 

্া-পুরুষ হওয়া আবশ্যক। যারা এ পথে (আধ্যাত্মিক পথে) পদক্ষেপের 

অভিসারী তারা যেন নিজেকে ‘ফানী’ (ধ্বংসশীল)-রূপে পরিগণিত করে।* 

খাজা বদরুদ্দীন সমরকন্দী রাহমাতুল্লাহি ‘আলায়হি সামা“ গাইতেন এবং 
আবেশে বিভোর ও বিহ্বল হয়ে যেতেন। তিনি সম্ভবত সপ্তম শতাব্দীর শেষে 
হযরত খাজা নিজামুদ্দীন আওলিয়া রে)-এর যুগে ওফাত গান। কোন্‌ সালে 
ওফাত পান তার কোন উল্লেখ তাষকিরা গ্রন্থে মেলেনি ।* 


খাজা রুকনুদ্বীন ফিরদৌসী (র.) 
খাজা বদরুদ্দীন সমরকন্দী রে)-এর বিশিষ্ট খলীফা ছিলেন খাজা রুকনুদ্দীন 
ফিরদৌসী (র)। 'মানারিবুল আসফিয়া" প্রণেতার বর্ণনা মুতাবিক তার শৈশবেই 
: 'আপনাপন শায়খের প্রশিক্ষণাধীনে লালিত-পালিত হয়েছিলেন এবং তীর থেকেই 
জাহিরী [ও তরীকতের, তালীম হাসিল করেছিলেন এবং তাঁর থেকে 
১, মানাকিবুল আসফিয়া, পৃ. ১২৩। 
২ জবা ভাসি মতে হা সন ৭৯৬ হী হান খাওয়াতির লেখবের বিচার-বিশ্নেষণ 
অনুযায়ী এটা বিশ্বাসযোগ্য নয়। “খাওয়াতির'-লেখকের মতে, তীর ইন্তিকাল হয়েছিল সপ্তম শতান্দীর 
, শেষভাগে ৷ 


১৮২ : সংগামী সাধকদের ইতিহাস ' 


বিনাফতনামা প্রানির পর ভারই সথলাভিষিজত হন। তাঁর দানা থেকেই এ | 

. সিলসিলা ফিরদৌসিয়া সিলসিলা নামে অভিহিত হয়।' 
লা 

ডান তিনি দাবার নু 


আওলিয়া রে)-এর যুগেই হয়।৯ 


খাজা নাজীবুদ্দীন ফিরদৌসী (রে) 
খাজা নাজীবুদ্দীন ফিরদৌসী শায়খ 'ইমাদুদ্দীন দেহলভীর সাহেবযাদা এবং 
খাজা রুকনুদ্দীন ফিরদৌসীর ভ্রাতুষ্পুত্র ও খলীফা ছিলেন। তিনি সারাটা জীবনই 
স্বীয় শায়খ ও বর্গ চাচার খেদমতে কাটিয়ে দেন। অতঃপর তার ওফাতের পর 
তিনি গদ্দীনশীন হন এবং ফিরদৌসী সিলসিলার-প্রচার ও প্রতিষ্ঠা এবং তাওহীদ ও 
ইশকে ইলাহীর ব্যাপক প্রচার. ও প্রসারের জন্য এমন একজন মুহাক্ধিক, 
মুজতাহিদ, ইমাম ও তরীকা প্রতিষ্ঠাতাকে তরবিয়ত দান করেন যিনি শুধু যে তীর 
খহান পীরের নামকেই ওজ্জল্যের সঙ্গে জীবিত রেখেছিলেন তা নয়, বরং 
 অর্ধশতাব্দীরও অধিককাল পূর্ব ভারতকে স্বীয় রূহানী ফয়েয ও “ইশকের উত্তাপ ও 
উষ্ণতা দ্বারা জীবন্ত ও সমৃদ্ধ করে রেখেছিলেন এবং স্বীয় উচ্চবিশ্লেষণী শক্তি, 
মহান মকাম ও দুর্লভ জ্ঞানের ভিত্তিতে ‘আঈনুল কুষাত হামদানী (রে), খাজা, 
ফরীদুদ্দীন 'আত্তার রে.) এবং মাওলানা জালালুদ্দীন ব্ধমী (র.)-এর স্মৃতিকেই 
জাগিয়ে তুলেছিলেন । মানাকিবুল আসফিয়া' প্রণেতা তীর সম্পর্কে লিখেছেন ৪ 
_নিয়েছিলেন। খ্যাতি ও প্রসিদ্ধি লাভ এবং এর সব উপকরণ থেকে তিনি 
ছিলেন মুক্ত। “আমার আওলিয়াগণ আমার পোশাকের আড়ালে লুকিয়ে" 
(অর্থাৎ আল্লাহ্‌র ওলীগণ সৃষ্টির চোখে এমনভাবে অবগুষ্ঠিত থাকেন যে, 
আল্লাহু ভিন্ন অপর কেউ তার খবর জানতে পারে না)-এর মহান প্রতিভূ 
১. খাধীনাতুল আসিয়া’; উল্লিখিত তারিখ ৭২৪ হিজরী সঠিক নয়। ভার আরও একটি প্রমাণ-এটাও 
তার খলীফা শায়খ নাজীবুদ্দীন ফিরদৌসী (র)-এর ওফাত সন সম্মিলিত মতে ৬৯১ হিজরী এবং 
একথা যুক্তিবিরুদ্ধ যে, তিনি ভার খলীফা ও গদ্দীনশীন-এর পরেও ৩৩ বছর বেঁচে থাকবেন এবং 
হযরত শায়খ শরফুদ্দীন আহমদ তাকে ছেড়ে দিয়ে তীর খলীফার হাতে বায়আত করবেন। এজন্য 
“নুযহাতুল খাওয়াতির' প্রণেতার এই বর্ণনা অত্যন্ত সহীহ্‌ ও বিশুদ্ধ মনে হচ্ছে যে, তাঁর ইন্তিকাল সপ্তম 
শান্দীর শেষ ভাগে হয়েছিল। 3 


ভারতবর্ষে ফিরদৌসীয়া সিলসিলা এবং এর মহান বুযুর্গগণ ১৮৩ 


ছিলেন তিনি। তীর মুরীদগণের মধ্যে বড় বড় “আরিফ ও মুহাক্কিক “আলিম 
ছিলেন। 'ফতওয়ায়ে তাতারখানি', প্রণেতা মাওলানা “আলম আন্দসমী (র)’ 
তীর মুরীদ ছিলেন। উচ্চ আধ্যাত্মিক ভাবধারাপুষ্ট কবিতা তার কলম থেকে 
বেরিয়েছে। খাজা নাজীবুদ্দীন ফিরদৌসী (র)-এর সমস্ত কামালিয়াত 
অন্তরালে ছিল ২ ও 


১. এর অর্থ মাওলানা ফরীদুদ্দীন ‘আলম ইবনুল আলা হানাফী আন্দরপতী ৭৭৭ হিজরীতে “ফতওয়ায়ে 
তাতারখানিয়া' ্রণরন করে স্বীয় দোস্ত আমীরে কবীর ভাতার খানের নামে নামকরণ করেন! ফীরোয 
শাহর অভিপ্রায় ছিল যে, সেটা তীর নামে নামকরণ করা হবে! কিন্তু তিনি তা কবুল করেন নি। 

সম্ভবত ৭৮৬ হিজরীতে তার ইন্তিকাল হয়। বিস্তারিত জানার জন্য দেখুন নুযহাতুল খাওয়াতির, ২য় 

খগ্ু। | 

২. মানাকিবুল আসফিয়া, পৃ. ১২৬ । | £ 


তৃতীয় অধ্যায় 
₹ মুজাহাদা, নির্জনবাস, লোকালয়ে অবস্থান এবং : 
ইরশাদ ও প্রশিক্ষণ 


দিল্লী থেকে প্রত্যাবর্তন - 
| এ দাবিতিল আর কিলা ছে লিখিত জাহে ছে, বালা তাজরীন কিটো 
(র) বায়'আত করার পর তীকে লিখিত এজাযতনামাও প্রদান করেন। শায়খ 
শরফুদ্দীন আরয করেন ৪ আমার তো এখনও জনাবের খেদমতে কিছুদিন 
থাকবার সুযোগ হয়ে ওঠেনি এবং আমি সুলুক (আধ্যাত্মিক সাধনার বিভিন্ন 
স্তর)-এর তা'লীমাতও এখন পর্যন্ত জনাবের খেদমত থেকে হাসিল করিনি। এ 
ধরনের গুরুত্বহ, দায়িতবপূর্ণ ও নাযুক কর্ম কিভাবে সম্পাদন করব? খাজা 
ন্নাজীৰুদ্দীন রে) তাঁকে এই বলে সান্ত্বনা দেন যে, এই গোটা কারবারটা তো 
অদৃশ্য হস্তের ইশারায় সাধিত হয়েছে এবং তার তরবিয়ত নবৃওতের তরফ 
থেকেই হবে। এরপর তিনি তীকে বিদায় দেন এবং বলেন ৪ 
“পথিমধ্যে যখন কোন খবর শুনতে পাবে, তখন যেন ফিরে না আস।” 
অতঃপর দুই-এক মনধিল পথই মাত্র অতিক্রম করেছিলেন, এমন সময়ে তিনি 
হযরত খাজা সাহেব রে)-এর ওফাতের সংবাদ অবগত হন। তিনি ওসীয়ত 
মাফিক সফর অব্যাহত রাখেন এবং মুনায়র-এর দিকে রওয়ানা হন 


প্রেমের উচ্ছাস 
তিনি যখন খাজা নাজীবুদ্দীন রে) থেকে বিদায় নিলেন তখন তাঁর অন্তরে 
বেশ আঘাত লাগে। বিকার জবান রেলের হ্রাস রাজিন্দর 
মিশে গিয়েছিল । তিনি বলেন ঃ 
আমি যখন খাজা নাজীবুদ্দীন ফিরদৌসীর সঙ্গে মিলিত হলাম তখন থেকেই 
আমার দিলে একটি ক্লেশ ও ব্যথা এসে আসন গ্রহণ করে যা দিন দিন প্রবল 
থেকে প্রবলতরভাবে বর্ধিত হতে থাকে ।২ 
১. মানাকিবুল আসফিয়া, পৃ. ১৩২-৩৩। | 
২. মানাকিবুল আসফিয়া, পৃ. ১৩৩ । 


সুজাহাদা, নির্জনবাস; লোকালয়ে অবস্থান এবং ইরশাদ ও প্রশিক্ষণ : ১৮৫ 


যখন তিনি বেহয়া* নামক স্থানে পৌছেন এবং ময়ূরের ঝংকার শোনেন, 
তখন তীর দিলের মাঝে একটি ব্যথা মোচড় দিয়ে ওঠে এবং সকল ধৈর্য ও 
সংযমের বীধ ভেঙে যায়। অতঃপর তিনি গিরীবন চক জঙ্গলের পথ ধরেন এবং 
আত্মগোপন করেন। ভাইসহ সফরের সঙ্গী-সাথীরা অনেক খোঁজাখুজি সত্বেও 
কোনরূপ সন্ধান লাভে ব্যর্থ হয়! অবশেষে তারা এজাযতনামা এবং খাজা 
নাজীরুদীন রে)-এর ভাবাররুক নিয়ে ফিরে আসেন এবং এসব কিছুই ওয়ালিদা 
সাহেবার হাওয়ালা করেন 1২. 


রাজগীরের জঙ্গলে 


কথিত আছে যে, তিনি বার বছর পর্যন্ত বেহ্য়ার জঙ্গলে কাটান। তখন কেউ 
তাকে, জানতেও পারেনি। এরপর তাঁকে রাজগীর"-এর জঙ্গলে দেখা গেছে, কিন্তু 
কারও সাক্ষাত লাভের সুযোগ ঘটেনি। এই পাহাড় ও জঙ্গলটি প্রতিটি ফিরকা 
' এবং প্রতিটি ধর্মের ও জাতিগোষ্ঠীর রিয়াযতে লিপ্ত সাধক ও ‘আবেদ শ্রেণীর 
লোকদের নির্জনরাসের জন্য প্রসিদ্ধ। গৌতম বুদ্ধও বছরের পর বছর ধরে এখানে 
বসে ধ্যানমগ্ন অবস্থায় কাল কাটান। যে সময় মাখদূম সাহেব রে) এখানে 
মুজাহাদা ও রিয়াযতে মশগুল ছিলেন সে সময় এখানে স্থানে স্থানে হিন্দু . 
" যোগীরাও নির্জনবাস করছিল। বিভিন্ন গ্রন্থে সে সব হিন্দু যোগীর সঙ্গে তার 
8458 ডা 

সংলগ্ন হযরত মাখদূম (র)-এর হুজরা আজও বর্তমান । 'মাখদূম কুণ্ড’ নামেও 
একটি ঝরণা বিখ্যাত হয়ে আছে। 


১. বেহামুনা়র থেকে প্রায় ভিরিশ মাইল দুরে পশ্চিমে শাহআবাদ' আরা) জেলায় অবস্থিত । বর্তমানে 
এটি ইণ্ডিয়ান রেলওয়ের একটি স্টেশন। 

২. মানাকিবুল আসকিয়া, পৃ. ১৩৩। 

৩, ডট্টর হান্টার গেজেটিয়ার এ লিখেছেন, রাজগীরের পাহাড় দু'টি কেল্লার সমান্তরাল রেখার আকারে 
দক্ষিণ ও পশ্চিম দিকে চলে গেছে-যার মাঝে একটি সংকীর্ণ উপত্যকা রয়েছে-যার স্থানে স্থানে নালা 
ও গুহা কর্তন করছে। এই পাহাড় যা কোথাও হাষার ফুটের অধিক উচ্চ নয়, বিরাটাকৃতি প্রস্তরখণ্ড 
দ্বারা মণ্ডিত এবং ঘন ঝোপঝাড় দ্বারা আবৃত ও সৌনদ্যমন্তিত। প্রাচীনক্থের একটি বিশেষ আকর্ষণ 
রয়েছে। কেননা এর ওপর অধিকাংশই বৌদ্ধ ধর্মের পুরাতন স্মৃতিচিহ্ন পাওয়া যায়। জেনারেল 
কানিংহাম বলেন যে, চীনা পরিব্রাজক হিউয়েন সাং (Hie 1151912) যে কপুটিকা 
(89০0158) পাহাড়ের উল্লেখ করেছেন, তা এটাই। উষ্ণ প্রত্রবণ এখানে বহু ৷ ড. বুকানিন 
হ্যামিল্টন বলেন যে, এই রাজগীরই সেই রাজগৃহ যেখানে গৌতম বুদ্ধের আবাস ছিল এবং প্রাচীন 
07855555494 
সীরাতুশৃ-শরফ; পৃ. ৬৫-৬৭, সংক্ষিপ্ত। 


১৮৬ সংগ্রামী সাধকদের ইতিহাস, ' 


এই বারটা বছরের পুরো সময়কাল তিনি রিয়াযত ও মুজাহাদা, নির্জনবাস ও 
মুরাকাবা, অত্যাশ্চর্য ও ভবঘুরে অবস্থা এবং আত্মহারা ও অচৈতন্য অবস্থার মাঝ 
দিয়ে অতিবাহিত করেন৷ জঙ্গলের. পাতা খাদ্যের কাজ দিত। সে: সময়কার 
কঠোর রিয়াযত সম্পর্কে বর্ণনা দিতে গিয়ে একবার তিনি স্বীয় মুরীদ কাষী 
যাহিদকে বলেছিলেন, “আমি যে রিয়াফত করেছি সে রিয়াযত যদি পাহাড়ও 
. করত তবে সে গলে পানি হয়ে যেত। কিন্তু শরফুদ্দীন কিছুই হল না।” তার 
বর্ণিত একটি ঘটনা এবং বলার ধরন থেকে জানা যায় যে, তিনি উক্ত রিয়াযত, 
কঠোর পরিশ্রম ও সাধনায় খুব বেশি তৃপ্ত ছিলেন না! গোসলের একটি ঘটনার 
বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, তিনি 'আযীমত-এর খেলাফ মনে করে শরীয়ত 
প্রদত্ত রুখসতের ওপর আমল করেন নি। একবার ভীষণ শীতে ঠাণ্ডা পানিতে 
গোসল করার কারণে তিনি বেহুশ হয়ে পড়ে ছিলেন। তিনি বলেছিলেন, এই 
অপ্রয়োজনীয় কষ্টের পুরষ্কার এই মিলেছিল যে, সেদিনের ফজরের সালাত কাযা 
হয়ে গিয়েছিল ৷”. 


বিহারে বসবাস এবং খানকাহু নির্মাণ | 

সে যুগেই সুলতানুল মাশায়িখ হযরত খাজা নিজামুদ্দীন আওলিয়া (র)-এর 
একজন খলীফা, যার নামও ছিল মাওলানা নিজামুদ্দীন, বিহারে বসবাস করতেন! 
তিনি মাওলানা নিজাম মওলা নামে মশহুর ছিলেন ! যখন তিনি জানতে পারলেন 
যে, কেউ কেউ রাজগীরের জঙ্গলে গিয়েছিল এবং মাখদূম সাহেব (র)-এর সঙ্গে : 
উঠল তিনি এবং তীর কতিপয় ভক্ত-অনুরক্ত সেখানে গিয়ে তাঁর সাথে মুলাকাত 
করেন। এরপর তিনি মাঝে মধ্যেই জ্গলে গিয়ে হযরত মাখদূম (র)-এর সঙ্গে- 
মিলিত হতেন। মাখদূম সাহেব (র) সত্যের প্রতি তার তীব্র অন্বেষা এবং ইখলাস 
(একনিষ্ঠতা) দেখে বলেন, এই জঙ্গল অত্যন্ত বিপদসংকুল ও ভয়াবহ । তোমার 
আগমনে আমি খুবই দুশ্চিন্তাগস্ত হয়ে পড়ি। তোমরা শহরেই থাক । আমি 
জুম'আর দিন শহরে আসব এবং জামে মসজিদেই মুলাকাত হবে। লোকজন 
সবাই এই সিদ্ধান্ত মঞ্জুর করল । মাখদূম সাহেব রে) জুম'আর দিন শহরে 
আসতেন এবং এক প্রহর মাওলানা নিজামুদ্দীন ও তীর অন্যান্য বন্ধু-বান্ধবের 
সঙ্গে কাটিয়ে জঙ্গলে ফিরে যেতেন । একটা দীর্ঘ সময়. এভাবেই অতিবাহিত হল । . 
পরে সে সব ভক্ত-অনুরক্তের দল পরস্পরের ভেতর পরামর্শ করে সিদ্ধান্ত নেয় 


"১. সীরাতুশৃ-শর্ফ, পৃ. ৭২। 


সুজাহাদা, নির্জনবাস, লোকালয়ে অবস্থান এবং ইরশাদ ও প্রশিক্ষণ - ১৮৭ 
যে, এমন একটি জায়গা নির্মাণ করা উচিত যেখানে তিনি জুম'আর সালাত 
. আদায় করার পর কিছুক্ষণ আরাম করতে পারেন। অতঃপর. বীরজুন শহরে- 
যেখানে এখন তীর খানকাহ অবস্থিত- সেখানে দু'টি ছাপড়া ফেলে দেন তারা৷ 
তিনি জুম“আর সালাত আদায় শেষ করে উঠতেন এবং সেখানে গিয়ে 
" বন্ধু-বান্ধবদের সঙ্গে বসতেন! আবার কখনও কখনও দু'একদিন অবস্থান করেও 
যেতেন। এরপর মাওলানা নিজামুদ্দীন বিহার প্রদেশের সুবেদার (গভর্নর) 
মাজেদুল-মুল্ক-এর অনুমতি নিয়ে স্বীয় হালাল ও পবিত্র অর্থ-কড়ি দিয়ে একটি 
পাকাপোক্ত ইমারত তৈরি করে দেন। ইমারত নির্মিত হলে সেখানে তিনি একটি 
দাওয়াত দেন। হযরত খাজা নিজামুদ্দীন আওলিয়া (র)-এর ভক্ত মুরীদবর্গ এতে 
শরীক হন এবং তীরা মাখদূম সাহেব (র)-কে গদ্দীনশীন হবার জন্য দরখাস্ত 
পেশ করেন। সবার অনুরোধে তিনি এতে রাষী হন। 

এই ঘটনা ৭২১ হিজরী থেকে ৭২৪ হিজরীর মধ্যবর্তী সময়ে সংঘটিত হয় ।৯ 
সময়টা ছিল সুলতান গিয়াছুদ্দীন তুগলকের রাজত্বকাল ! 

‘৭২৫ হিজরীতে সুলতান মুহাম্মাদ স্বীয় পিতার স্থলাভিষিক্ত ও রাজকীয় 
সিংহাসনে সমাসীন হন। তিনি মাশায়িখ, সুফিয়ায়ে কিরাম এবং আধ্যাত্মিক 
সাধনায় লিপ্ত ব্যক্তিদেরকে তদের নির্জনবাস থেকে বাইরের জনজীবনে টেনে 
আনতে এবং উৎসাহ ও ওজ্ছবল্যের সঙ্গে আল্লাহ্‌র প্রিয় সৃষ্টির খেদমত ও 
হিদায়াতে আত্মনিয়োগে উৎসাহিত করতে অত্যন্ত আগ্রহী ছিলেন, আর এ 
ব্যাপারে প্রয়োজনীয় চেষ্টা-তদবীর চালাতেন। তিনিই হযরত খাজা নিজামুদ্দীন 
আওলিয়া (র)-এর প্রিয় খলীফা হযরত খাজা নাসীরদ্দীন চেরাগের দিল্লী রে)-কে 
শাহী লশকরের সঙ্গে যেতে বাধ্য করেন। হযরত খাজা (র)-এর অপর খলীফা 
মাওলানা ফখরুদ্দীন্‌ যার্রাবী রে) ও মাওলানা শামসুদ্দীন ইয়াহ্‌ইয়া রর) প্রমুখকে 
মিশ্বরে উপবেশন করে বক্তৃতাদানে এবং জনগণকে জিহাদে আগ্রহা্িত করে 
তুলতে বাধ্য করেন। শায়খ কুত্রুদ্দীন মুনাওয়ার হাসোভী (র)-কে তার নির্জন 
আবাসগৃহ থেকে বের করে দিল্লী ডেকে পাঠান।২তিনি যখন গুপ্তচর মারফত 
খবর পেলেন যে, মাখদুম সাহেব (র) বছরের পর বছর জঙ্গলে কাটানো ও 
বহিঃজগতের সঙ্গে সম্পর্কচ্যতির পর শহরের বুকে পদার্পণ করেছেন এবং" 
১, ‘সীরাতুশ্-শরফ’ প্রণেতা মওলবী সায়্যিদ জমীরম্দীন আহমদ-বহু কার্যকারণ ও দলীল-প্রমাণ দ্বারা এটা 

প্রমাণ করতে চেষ্টা করছেন যে, মাখদুম (র)-এর বসবাসের কাল ৭২১ থেকে ৭২৪ হিজরীর 

মধ্যব্তীকাল ছিল. বিস্তারিত-সীরাতুশৃ-শরফ পৃ-৮১। 
২. বিস্তারিত এই খন্থের বষ্ঠ অধ্যায়ে হযরত খাজা নিজামুদদীন আওলিয়া রে)-এর বর্ণনায় গেছে। 


"১৮৮ | সংঘামী সাধকদের ইতিহাস 


লোকজনের সঙ্গে উঠাবসা শুরু করেছেন; তখনই তিনি সুবে বিহারের সুবেদার 
মাজেদুল মুল্ক-এর নামে ফরমান লিখে পাঠালেন যে, শায়খ (র)-এর জন্য যেন 
একটি খানকাহ্‌ নির্মাণ করা হয় এবং রাজগীর পরগণাকে খানকাহ্‌র দরিদ্র 
মেহমান ও অভ্যাগতদের ব্যয় নির্বাহের তীর হাতে সোপর্দ করা হয়! তিনি 
যদি তা কবুল না করেন তবে যবরদন্ত করেও যেন কবুল করানো হয়। তিনি এই 
সঙ্গে একটি বুলগেরীয মুসাল্লা জোয়নামায) তার খেদমতে পাঠান। 

_ এই শাহী ফরমান মাজেদুল মুল্ক-এর নিকট পৌছুলে তিনি হযরত মানু 
(র)-এর খেদমতে হাযির হন এবংআরব করেন যে, বাদশাহ্‌ যা কিছু লিখেছেন 


মাখদূম রে) মাজেদুল মুল্ক-এর মজবুরী ও অসহায় অবস্থার কথা ভেবে bl 
তকর্তৃক বারবার অনুরুদ্ধ হয়ে অত্যন্ত ভারাক্রান্ত চিত্তে তা কবুল করেন। কু 
সুলতানের ওফাতের পর সুলতান ফীরোষ শাহ তুগলক সিংহাসনে আরোহণ 
করলে তিনি প্রদত্ত জায়গীরের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন।” খানকাহ্র নির্মাণ শুরু 
হল এবং অল্প দিনেই এর নির্মাণ সুসম্পন্ন হল। ‘সীরাতুশ-শরফ' এহে উল্লিখিত 
হয়েছে ৪ | 
 . খানকাহ্‌র নির্মাণ শুরু হল এবং অতি অল্পদিনেই তা সম্পন্ন হল। মাজেদুল 
মুল্ক লঙ্গরখানার সমস্ত দরিদ্র অধিবাসী, সুফী সম্প্রদায় এবং শায়খ 
নিজামুদ্দীন আওলিয়া রে)-এর সুরীদবর্গকে দাওয়াত করেন। মজলিসের 
প্রথম থেকে শেষ পর্যন্ত জামাতখানার প্রাণে সামা" হতে থাকে। একটি 
আলাদা জায়গা, যেখানে একটি রোয়াক ছিল, মাখদূম (র)-এর জন্য 
ঠিকঠাক করা হয় এবং বাদশাহ প্রেরিত পূর্বোন্লিখিত বুলগেরীয় যুসাল্লা 
সেখানে বিছানো হয়। মাখদুম রে) তার ওপর উপবেশন করেন। মজলিসে 
উপস্থিত একজন মুসাফির দরবেশ আপন জায়গা ছেড়ে উঠে মাখদূম 
(র)-এর হুজরায় প্রবেশ করেন। মাখদূম রে) তার দিকে লক্ষ্য করে বলেন 
- এই অনিল (স্থান) ও মকাম তোমাদের । আমি তো শুধু মাজেদুল মুল্ক-এর 
হুকুম তামিল করছি মাত্র । কেননা “উলিল-আমর' (শাসন কর্তৃতে সমাসীন 
ব্যক্তি)-এর আনুগত্য ব্যতিরেকে কোন গৃত্যন্তর নেই। 


মিনি 
১. মানাকিবুল আসফিয়া, পৃ. ১৩৫। 


_ সুজাহাদা, নির্জনবাস, লোকালয়ে অবস্থান এবং ইরশাদ ও প্রশিক্ষণ ১৮৯ 
এখানে যা কিছু রয়েছে তা ফকীর ও দরিদ্র লোকদের জন্য সাদকা । আমি 
ইসলামের জন্যই তো উপযুক্ত নই, আর এই মুসাল্লার জন্য তো বহু দূরের 
কথা৷ 

মাখদূম! আপনাকে খানকাহ্‌ এবং মুসান্জার কারণে কেই-বাঁ চেনে। 
আপনাকে যারা চেনে তারা একমাত্র সত্যের কারণেই চেনে । আমরা যারা 
এখানে এসেছি তারা একমাত্র আপনার বাতিনী শক্তি এবং আপনারই 
খাতিরে এসেছি। এখানে আপনার বরকতে ইসলাম প্রকাশ পাবে এবং শক্তি 
সঞ্চয় করবে। - 


মাখদুম (র) বললেন £ - h 
ফকীরদের যবান দিয়ে যা বের হয় সেটাই ঘটে থাকে। 


উপদেশ ও হিদায়াত প্রদান 
তিনি ৭২৪ হিজরী থেকে ৭৮২ হিজরী পর্যন্ত (যে বছরে তিনি ওফাত পান) 
কম সে কম অর্ধ শতাব্দীকালেরও অধিক সময় পর্যন্ত আল্লাহ্র সৃষ্টিকুলকে 
হিদায়াত ও সৎপথ প্রদর্শন এবং শিক্ষার্থীদের তাঁলীম ও তরবিয়ত প্রদানে 
অতিবাহিত করেন। শায়খ হুসায়ন মু'ঈয্য বলখীর মতে-এই সময়ের মধ্যে এক 
লক্ষের অধিক মানুষ তীর মুরীদ দলভুক্ত হয় যার ভেতর কতিপয়ের মতে- 
কম-সে-কম তিনশত জন এমন ছিলেন যারা ওলীয়ে কামিল ও ‘আরিফ এবং 
পরম সত্যের সান্নিধ্যে পৌছেছিলেন। কতিপয় হিন্দু ফকীর তথা যোগী সন্ন্যাসী 
ইসলাম কবুল করে তাঁরই হাতে কামালিয়াত ও হাকীকতের দরজা পর্যন্ত পৌছে। 
জনগণকে সৎপথ প্রদর্শন ও প্রশিক্ষণ দানের বিরাট বড় মাধ্যম ও কেন্দ্র ছিল 
তাঁর সেই সব মজলিস যার মধ্যে মাশায়িখে কিরামের দক্তুর মুতাবিক প্রত্যেক 
শ্রেণীর লোকজনের হাযির হবার এবং অনুষ্ঠিত মজলিস থেকে উপকৃত হবার 
এজাযত ছিল। ভক্ত-অনুরক্ত ও শিক্ষার্থীর দল এসব মজিলসে শরীক হতেন। 
কোন লোকের কোন কিছু জিজ্ঞাসা করবার থাকলে জিজ্ঞাসা করত এবং 
সন্তোষজনক জবাবও মিলত এসব মজলিসে আলাপ-আলোচনার কোন স্থায়ী ও 
নির্দিষ্ট বিষয়বস্তু ছিল না। যা কিছু আল্লাহ্‌ পাক তার অন্তরে উদয় ঘটাতেন, তাই 
তিনি বলতেন এই মজলিস গভীর মা'রিফত, হাকীকত ও তাসাওউফ-এর 
সূক্মাতিসূক্ম পয়েন্ট ও চুলচেরা বিশ্লেষণের ওপর নির্ভরশীল হত | যয়েন বদর 
“আরাবী “মি"দানুল মা'আনী? নামক তীর বাণী-সংকলনের ভূমিকায় লিখেছেন ঃ 
প্রতিটি মজলিসে এবং সুযোগ আসামাত্রই সত্য-সন্ধানী, অটল ও দৃঢ় বিশ্বাসী ; 
মুরীদবর্গ এবং হাযিরানে মজলিস যারা এর সঙ্গে সম্পর্কিত, তারা তরীকত 


১৯০ J সং্ঘামী সাধকদের ইতিহাস 


সম্পর্কে কোন প্রশ্ন কিংবা শরীয়তের কোন শিক্ষার বিশ্লেষণ করার জন্য 
দরখাস্ত করত এবং মীরিফতের গোপন রহস্য কিংবা সুক্ষ ইঙ্গিত শুনতে 
' চাইত। হযরত মাখদৃম (র) প্রত্যেক প্রশ্নকারীর সন্তোষজনক জবাব প্রদান 
করতেন এবং অত্যন্ত চিত্তাকর্ষক পন্থায় তাকে বুঝিয়ে দিতেন! তার উপদেশ 
ও বাণী বড় বড় সূন্ম পয়েন্ট এবং অত্যন্ত মূল্যবান উপকারিতা ও, . 
সুস্ধাতিসূক্্স বিষয়াবলীতে সমৃদ্ধ হত। প্রত্যেক প্রশ্নকর্তী ও প্রশ্নের অবস্থা 
মাফিক তিনি এমন বক্তৃতা দিতেন যাতে আনন্দের আমেজ সৃষ্টি হত যা 
ভাষায় বর্ণনা করা যায় না এবং এমন সব মকামের সন্ধান মিলত যা এই 
সীমাবদ্ধ অনুভূতির জগতে ধারণযোগ্য নয়। 
কখনো কখনো দীনিয়াত কিংবা তাসাওউফ সম্পর্কিত কিতাবাদিও মজলিসে 
পঠিত হত। মাখদূম রে) এক-একটি মসলার ব্যাখ্যা-বিশ্লেষণ করতেন । ফিকহ, 
উসূলে হাদীছ, তাফসীর, তাসাওউফ সব কিছু নিয়েই আলাপ-আলোচনা হত। ' 
হাধিরানে মজলিস, বিশেষ করে “উলামায়ে কিরাম এথেকে বেশি উপকৃত হতেন! 
উপদেশ প্রদান ও তরবিয়তের দ্বিতীয় মাধ্যম (বিশেষ করে সে সমস্ত লোকের 
জন্য যারা অন্য কোন জগতে বিরাজ করতেন) ছিল তীর লিখিত মকতৃবাত 
(চিঠিপত্র) । হযরত মুজাদ্দিদ আলফে-ছানী (র.) ভিন্ন (যার মকতৃবাত জীবন্ত ও 
চিরঞ্জীব একটি কীর্তি এবং জ্ঞান-বিজ্ঞান ও “ইলমে মা‘রিফতের একটি 
টিকা কেউ স্বীয়. কলম ও লেখনী শক্তির সাহায্যে 
চিঠিপত্র ও বিভিন্ন লেখার মাধ্যমে এতবড় বিরাট আলোড়ন সৃষ্টিকারী সুদূর- 
পার দু 2 
নয়, বরং ল্য ও মাঁরিফত, বিভিন্ন পয়েন্ট ও সূন্মাতিসূন্মম বিষয়ের বিশ্বব্যাপী 
ভাগ্তারে মকতুবাতের এ সংকলন বিশেষ বৈশিষ্ট্যের অধিকারী । বিভিন্ন বৈশিষ্ট্যের 
দিক দিয়ে গোটা ফারসী সাহিত্যে খুর কম পুস্তকই উক্ত পুস্তকের সমতুল্য ৷ উক্ত 
মকতুবাত হযরত মাখদুম (র)-এর আমলেও সংক্কার, নৈতিক পরিশুদ্ধি ও 
প্রশিক্ষণের বিরাট খেদমত আঞ্জাম দিয়েছে এবং সেই সব সৌভাগ্যবান ব্যক্তি 
ছাড়াও-যাদের নামে আসলে চিঠিগুলি লেখা হয়েছিল -শত শত ব্যক্তি এথেকে 
কামিল ও মুহাকিক শায়খের 'শ্বাস-প্রশ্বাস' ও তাওয়াজ্জুহ্র ফায়দা উঠিয়েছে। 
হযরত মাখদুম (র)-এর ওফাতের পর প্রতিটি শতাব্দীতেই হাযার হাযার মানুষ 
বুর্গপণ এর ওপর বক্তৃতা দিয়েছেন, বিশ্লেষণ করেছেন এবং কয়েক শতাব্দী 
অতিবাহিত হয়ে যাবার পর আজও তার ভেতর এমন তাস্ছীর ও স্পন্দন বিদ্যমান 
যে, মনে হয় লেখক বুঝি এইমাত্র তা লিখেছেন এবং এখনও এর শব্দসমষ্টি 
ধারালো ফলকের মত অন্তরের এপাশ থেকে ওপাশ বিদীর্ণ করে দেয়! 


চতুর্থ অধ্যায় 
গুণাবলী ও বৈশিষ্ট্যসমূহ 

হযরত মাখদূম শায়খ শরফুদ্দীন মুনায়রী (র)-এর সবচেয়ে উজ্জ্বল ও 
উল্লেখযোগ্য গুণাবলী যা তার মেযাজ ও রুচিতে পরিণত হয়ে গিয়েছিল এবং যে 
ব্যাপারে তিনি ছিলেন সম্পূর্ণ স্বাভাবিক- তা ছিল অস্তিতৃহীনতা, আত্মবিলুপ্তি যা 
কঠোর মুজাহাদা ও রিয়াযতের মহোত্তম ফল এবং আধ্যাত্মিক পথের পথিক 
" (সালিক)-এর জন্য উন্নততর কামালিয়াতের প্রতীক । তীর মকতৃবাতের প্রতিটি 
শব্দ এবং তাঁর উপদেশ ও বাণীর প্রতিটি হরফ থেকে এর প্রকাশ ঘটেছে। 

কুবরোবিয়া সিলসিলার মাশীয়িখে কিরামের এই বিশিষ্ট রীতিনীতি এবং 
ইমামে তরীকা হযরত শায়খ নাজমুদ্দীন কুবরা রে)-এর এই ছিল উত্তরাধিকার 
যার তিনি পুরোপুরি ওয়ারিছ হন। 

“মানাকিবুল আসফিয়া' গ্রন্থে রয়েছে যে, এক সময় সে যুগের মাশায়িখে 
কিরাম একত্রিত হয়েছিলেন। প্রত্যেকেই যার যার দিলের আরবু ব্যক্ত করেন। 
শায়খ মাখদূম রে)-এর পালা আসলে তিনি বলেন £ 

আমার আরযু এই যে, অনি বনে HAA AA Ee রি 

না থাকে এবং পর জগতেও। 

একটি পত্রে স্বীয় ক্রন্দনমুখর অবস্থার প্রতি বিলাপ ও মাতমের যরূরত 
(প্রয়োজনীয়তা). ও ফযীলত সম্পর্কে যা কিছু লিখেছেন তা ছিল সরাসরি নিজেরই 
অবস্থা এবং স্বীয় অন্তর্নিহিত স্বরূপেরই প্রতিফলন ও প্রকাশ ৷ তিনি বলেন ৪ 

আরিফগণের উক্তি যে, আল্লাহ্‌র কসম! পুনরপি আল্লাহ্‌র কসম! আল্লাহ্‌ 

_ তাআলার নিকট নিজের জন্য কান্নাকাটির আওয়াজ অপেক্ষা অধিকতর প্রিয় 
কোন আওয়াজ নেই। অতএব উচিত এই যে, আজ এই পথের যিনি সিদ্দীক 
এবং দীন ও ধর্মের নেতা; তিনি বিলাপ ও আহাজারী যেন খাজা উয়ায়েস ' 


১৯২ সংগ্রামী সাধকদের ইতিহাস - 


করনী রে) থেকে শিখেন। হে ভ্রাত! যে প্রতিটি মুহূর্তে নিজের ওপর মাতম 
ও আহাজারী করে না, সে এমন একজন দাবিদার যে কিয়ামত সম্পর্কে 
গাফিল এবং একজন মৃত লাশ যার অন্তর দুঃখ ও আফ্সোস দ্বারা পরিপূর্ণ । 
এটা কেমনতরো মিথ্যা প্রবৃত্তি যে, আজ সবার মস্তিফেই এরই. কেনাবেচা 
চলছে! প্রত্যেক ব্যক্তিই এটা চাচ্ছে যে, পার্থিব জীকজমক হওয়া দরকার 
এবং আমাদের প্রদত্ত বিধি-বিধানের আদেশ-নিষেধ প্রতিপালিত ও প্রচলিত 
হওয়া উচিত, উচিত দুনিয়ার সম্পদ, প্রাচুর্য আর মান-ইষ্যতের অধিকারী 
হওয়া । আবার এসবের সাথে সাথে আল্লাহ্‌র সঙ্গেও পরিচয়ের সূত্র নিবিড় 
হওয়া দরকার ৷ আল্লাহ্র কসম! এটা অসম্ভব, হতে পারে না। 


অপর এক পত্রে তিনি যে আত্মহনন, অস্তিভ্হীনতা ও আত্ম দুশমনীর নসীহত 
করেছেন, তাও ছিল সরাসরি নিজেরই অবস্থা ও প্রতিচ্ছবি এবং নিশ্চিতভাবেই এ 
পত্র কামালিয়াতের সেই পর্যায়ে পৌছবার পর লেখা হয়েছিল যে অবস্থায় 
পৌছানো ব্যতিরেকে আল্লাহ্‌র বান্দাহ্‌ ও তরীকতের কামিল ব্যক্তিগণ তার 
দাওয়াত প্রদানকে মুনাফিকী এবং. ১৪:৪০ 30৭ 5455 (| (তোমরা কেন 
তা বল যা তোমরা নিজে কর না)-এর বাস্তবায়ন বলে মনে করেন। 
অপর এক পত্রে কোনরূপ ইশারা-ইঙ্গিত ছাড়াই স্পষ্ট ও পরিষ্কারভাবে 
নিজের দিকে সন্বন্ধযুক্ত করে স্বীয় দুরবস্থা সম্পর্কে তিনি অভিযোগ ও বিলাপ 
করছেন ৪ | j 
আমরা দুর্ভাগ্য, দুর্ভোগ ও বিপদে জড়িয়ে রয়েছি। আমরা দুনিয়ার গোলামী 
করছি । প্রবৃত্তি ও স্বভাবের দাসত্ব বরণ, অলস পথের পৈতা ধারণ এবং 
স্বভাব ও অভ্যাসের পূজা করা ছাড়া আমাদের কোন কাজ নেই । আর অলস 
"ও গাফিল ব্যক্তিদের খাতায় ছাড়া অন্য কোথাও আমাদের নামও নেই। 
আন্রাহ্‌ওয়ালা মানুষের রাস্তায় চলি এবং তওহীদের অনুসারী বলে আমাদের 
যে দাবি তা তো গালভরা বুলি, বাগাড়ম্বর ও জন্ধত্বপণার কারণ ভিন্ন আর 
কিছু নয়। আমাদের অবস্থা তো এই যে, আমাদের দুর্ভাগ্যে ইয়াহুদী, 
অগ্নিপূজক, গির্জা. ও মন্দিরের অধিবাসীরাও আজ লজ্জা পায়। 
হযরত শায়খ মাখদূম রে) থেকে যে মুনাজাত বর্ণিত হয়েছে, তা তার . 
. দিলের অবস্থা, আবেগ ও অনুভূতিরই পূর্ণ প্রতিধ্বনি। . | 
এই অস্তিতুহীনতা ও অস্তিত্ব বিলুপ্তির স্বাভাবিক ও অপরিহার্য পরিণাম এই 
"ছিল যে, মানুষের নিন্দাবাদ ও প্রশংসা বাক্য তীর ক্ষেত্রে ছিল সমান । একটি পত্রে 
তিনি প্রকৃতপক্ষে তীর নিজেরই কাহিনী শোনান ৪ - 


গুণাবলী ও বৈশিষ্সমুহ ১৯৩, 

আল্লাহ্‌ প্রেমিকগণের সৃষ্টি জগতের প্রশংসা ও ভুতি কিংবা নিন্দাবাদ "ও 

প্রত্যাখ্যানে কিইবা ক্ষতি? তাদের কাছে তো সৃষ্টি জগতের কুৎসা ও সুতি 

সব সমান। সে ভাল নয় যে সৃষ্টি জগতের সবার নিকট ভাল এবং মন্দ 
কিংবা খারাপ সে নয় যে সৃষ্টিজগতের সবার নিকট মন্দ কিংবা খারাপ ; বরং 
প্রশংসিত জন তিনিই, যিনি আল্লাহ্‌ তা'আলার নিকট প্রশংসিত এবং নিন্দিত 

ও মন্দ সেই যে আল্লাহ্‌ তা'আলার নিকট নিন্দিত কিংবা মন্দ ।- 

.. এই অস্তিত্হীনতা ও আত্মহারা অবস্থার পরিণতি এই ছিল যে, যদিচ 
'আল্লাহ্‌র দরবারের মকবৃল বান্দাদের সঙ্গে আল্লাহ্‌র যে কায়-কারবার, তারই 
ভিত্তিতে হযরত মাখদূম রে) থেকে অধিক সংখ্যায় কারামত ও অন্যান্য 
আশ্চর্যজনক কার্য সংঘটিত হত, কিন্তু তিনি নিজের এই মেযাজ ও অবস্থার 
কারণে কারামত প্রকাশের প্রতি অত্যন্ত বিতৃষ্ণা বোধ করতেন এবং এমন কোন 
জিনিসকেই তিনি পসন্দ করতেন না যদ্ধারা তীর মর্তবা ও আল্লাহ্‌র দরবারে তাঁর 
মকবুল বান্দা হওয়ার কথা প্রকাশ পায়। “মানাকিরুল আসফিয়া" প্রণেতা লিখেন $ 
. যদিও তীর সকল কর্মের ভিত্তি ছিল অলৌকিকতা ও কারামতের ওপর, তরু 

' কারামত প্রকাশে তিনি ছিলেন নারায। তিনি তীর দুর্বলতা ও অসহায় 

- অবস্থাই প্রকাশ করতেন। যদি কোন ব্যক্তি কোন কাজ কিংবা কোন 
প্রয়োজন পূরণের জন্য কোনরূপ সাহায্যের প্রত্যাশী হত তবে তিনি তাকে 
নিজানাদ দানক নদে নিল 

এটা ছিল সেই যুগ যে যুগের বুযর্গদের কারামত ও অলৌকিকতার আলোচনা 
ভরিতে রর জানি একেই সা্লাছলাতি নিভে 
হবার আলামত মনে করত! 

“মানাকিরুল আসফিয়া' গ্রন্থে রয়েছে যে, একবার কতিপয় সোক কিছু মৃত 
মাছি নিয়ে হযরত মাখদূম (র)-এর কাছে আসে এবং বলে যে, বিখ্যাত উক্তি যে, 
০৪০৪৩ ৪৯৪ {2241 (শায়খ জীবিত করেন এবং মারেন্)। আপনি 
হুকুম দিন যেন এ মাছি গুলি জীবিত হয়ে ওঠে তিনি বললেন, আমি নিজেই তো ' 
মৃতপ্রায় দুর্ভাগা ; অন্যকে কী জীবিত করব! 
আখলাক ও মহান চরিত্র 


রর নাভ SAA 
সমৃদ্ধ ও আলোকিত হয়ে থাকে। এজন্য এ সমস্ত হযরতের চরিত্র ও আখলাক . 


১. মানাকিবূল আসফিয়া, পৃ. ১৩৫ ৷ 


aan wetter Lave shal im 


১৯৪ সংঘামী সাধকদের ইতিহাস - 


সেই মহান ব্যক্তির চরিত্রের প্রতিবি্ যে সম্পর্কে কুরআনুল করীমে স্পষ্ট সাক্ষ্য ৪ 
১55 1৮৮ এ নিশ্চয়ই আপনি মহান চরিত্রের ওপর প্রতিষ্ঠিত) 
বিদ্যমান। 'মানাফিরুল আসকিয়া' প্রণেতা লিখেছেনঃ | 
এ 4৪ ৮৯5 BIE 55350351185 i ১ 
শায়খ শরফুদদীনের চরিত ও আখলাক নবী (স)-এর চরিত্র ও আখলাকের 
মতই ছিল। ' 


তীর মতে নবী (স)-এর চরিত্র দ্বারা ভূষিত হওয়া এবং নবী (স)-এর মহান 
লিখিত মকতুরাতের উদ্ধৃতি থেকেই পরিষ্কার পরিমাপ করা যাবে। প্রকৃতপক্ষে 
এটা হিং তার নিজেরই অবস্থা: টাকে এটা মুঘনীতি হিলের এখানে 
বর্ণনা করা যাচ্ছে ৪ 


আর প্রকৃত চরিত ও আখলাক সেটাই যা তযীকতের জ্ঞানী ও গভিতগণের 
অভ্যাসে পরিণত হয়েগেছে তীরা নিজেদের সকল অবস্থায় শরীয়তের 
পায়রবী করেন এবং নিজেদের ।আখলাককে রাসূল করীম (স)-এর সুন্নাহ্‌ 
€জীবনাদর্শ)- এর কষ্টিপাথরে পরীক্ষা করে দেখেন। আর যিনি শরীয়তকে 
বিশ্লেষণ করেন না, তার তরীকত (তাসাওউফ)-এর কিছুই হাসিল হয় না৷” 
অপর এক পত্রে তিনি বলেন £ 
যিনি যত বেশি শরীয়তের অনুসরণে দৃঢ় হবেন তিনি তত বেশি উত্তম ও, 
মহান চরিত্রের অধিকারী হবেন, আর যিনি যত বেশি উন্নত ও মহৎ চরিত্রের 
অধিকারী হবেন তিনি.তত বেশি আল্লাহ্‌র প্রিয়পাত্র হবেন। উত্তম চরিত্র 
আদম (আ.)-এর উত্তরাধিকার (মীরাছ) এবং আল্লাহ্‌ তাআলা প্রদত্ত 
তুহ্ফা,। অতএব অপরিহার্ষভাবেই ঈমানদারের পক্ষে উত্তম চরিত্র থেকে 
অধিকতর উত্তম পদ্ধতি এবং অপর কোন সৌন্দর্য ও অলংকারের বস্তু নেই। 
আর উত্তম চরিত্র ও আখলাকের হাকীকত আল্লাহ তা'আলার আহকাম পালন 
এবং তারই প্রেরিত রাসূল (সা.)-এর আনীত শরীয়তের অনুসরণ করা। 
কেননা সারওয়ারে কায়েনাত (সা.)-এর সমস্ত কার্যকলাপ ও চলাফেরা সব 
সময়ই (স্রষ্টা ও. তীর সৃষ্টির নিকট) পসন্দনীয় ছিল এবং যে কেউই হুযুর 
আকরাম (সা.)-এর অনুসরণ করে তার উচিত সে যেন তার জীবন ও 
. যিন্দেগী তেমনিভাবে অতিবাহিত করে যেমনিভাবে অতিবাহিত করে গেছেন 
স্বয়ং রাসূল করীম সে) ।২ 


১, মানাকিবুল আসফিয়া, পৃ. ৫৯। ২. ৬৪তম পত্র । 


গুণাবলী ও বৈশিষ্ট্যসমূহ ১৯৫ 


হযরত শায়খ মাখদূম (র)-এর অবস্থা ও জীবন-চরিত্র বলে দেয় যে, তিনি 
তীর চরিত্র ও আখলাককেও নবী করীম (স)-এর পদাংক অনুসরণ করতে 
- পুরোপুরি.কোশেশ করেছেন এবং তার আখলাক, আল্লাহ্‌র সৃষ্টি জগতের সঙ্গে 
তার ব্যবহার, দয়া ও স্নেহ, মানুষের .দোবক্রটিকে প্রচ্ছন্ন রাখা এবং আল্লাহ্‌র 
বান্দাহগণের মনকে সান্তনা প্রদান করার ক্ষেত্রে তিনি ছিলেন হুযুর আকরাম 
(স)- Di Hh Las উনি হি 


সেহ্‌ ও করুণা 


অত্যন্ত সদয় ও সহানুভূতিশীল, বন্ধুবৎসল এবং শত্রুর প্রতি দয়ালু ৷ ‘আরিফ ও. - 
আল্লাহ্‌র .বান্দাহদের মকাম ও মর্যাদা এবং জীবন-যাপন পদ্ধতি বর্ণনা করতে 
গিয়ে তিনি যা কিছু লিখেছেন তা তারই সত্যিকার চিত্র । তিনি বলেন ৪ 
তীর (সূফীর) রহমত ও ন্েহ-রশ্ি প্রত্যেকটি বস্তুর ওপরই পতিত ও 
চমকিত হয়৷ নিজে খান না, মানুষকে খাওয়ান; নিজে পরিধান করেন না, 
মানুষকে পরিধান করান। মানুষ তাঁকে যে কষ্ট দেয় তার প্রতি তিনি 
ভ্রুক্ষেপও করেন না এবং তাদের কৃত যুলুমের প্রতিও দৃষ্টি ফেরান না। তীর 
প্রতি যারা যুলুম করে তিনি তাদেরই সুপারিশকারী হন। বিশ্বাসঘাতকের 
প্রতিশোধ নেন বিশ্বস্ততা দিয়ে আর গালির বদলা নেন শুভ কামনা ও 
প্রশংসাগীতির মাধ্যমে! তুমি কি জান তিনি এসব কেন করেন? এজন্য যে, 
তিনি সব কিছু থেকেই নিরাপদ। তার দিলের খোলা দিগন্ত রেখা থেকে 
সৃষ্টির প্রতি প্রশান্তি বায়ু ভিন্ন আর কিছুই প্রবাহিত হয় না। স্নেহ ও করুণার 
ক্ষেত্রে তিনি সূর্যের ন্যায় উদার। তীর রশ্মি দোস্তের ওপর যেমন চমকিত ও 
প্রতিফলিত হয়, তেমনি প্রতিফলিত হয় দুশমনের ওপরও ৷ বিনয়ের ক্ষেত্রে 
তিনি হন যমীনের ন্যায় । গোটা সৃষ্টিকুল তার ওপর পা রাখে, করে নিত্য 
পদদলিত-কিন্তু তিনি কারও সঙ্গে ঝগড়া করেন না, বিবাদ করেন না। সৃষ্টির 
ওপর অত্যাচার চালাতে তীর হাত সংকুচিত হয় । গোটা সৃষ্টি জগতটাই তো 
তার পরিবার বিশেষ, কিন্তু তিনি কারও পরিবারের সদস্য নন। দানশীলতার 
ক্ষেত্রে তিনি সমুদ্রের ন্যায় অকৃপণ। দুশমনকে ঠিক তেমনি প্রতিপালন 
করেন যেমন করেন দোস্তকে। প্রাচ্য ও পাশ্চাত্যের গোটা জগতের ওপর 
করুণা আর স্রেফ করুণা হয়েই তিনি বর্ধিত হন। কেননা তিনি চিরমুক্ত, চির 
আযাদ । যা কিছু দেখেন একই জায়গা থেকে দেখেন (অর্থাৎ তামাম 
মাখলুককে তীরই পবিত্র সভার সঙ্গে সম্বন্ধযুক্ত মনে করেন)। তাঁর চোখ 


১৯৬ -সন্তায়ী সাধকদের ইতিহাস . 


সামঘ্বিকতার অধিকারীর চোখ হয়ে থাকে । আর যে ব্যক্তি এসব গুণ দ্বারা ' 

গুণান্বিত না হয়, তার তরীকতে কোন মরতবা ও মকাম হাসিল হয় না।* 

এই করুণা ও স্নেহের পরিণতি এই ছিল যে, আল্লাহ্র কোন বান্দার অন্তরে 
আঘাত দেওয়া হযরত মাখদুম (র)-এর নিকট ছিল পাপ। 
করে তীর খেদমতে একটি তুহ্‌ফা নিয়ে আসে এবং বলে. যে, আমি অত্যন্ত 
আগ্রহভরে এটা আপনার খেদমতে এনেছি যেন তা আপনি গ্রহণ করেন। তিনি 
: তখনই সেটা গ্রহণ করেন এবং বলেন ৪ 

লিয়াম ভঙ্গের কাযা আছে, কিন্তু দিল্‌ অন্তর, মন) ভঙ্গের তো কোন কাযা 

নেই। - 

এর অনিবার্য ফল এও ছিল যে, তিনি সাধ্যমত প্রচ্ছন্নতার আড়ালেই আশ্রয় 
নিতেন এবং কারো সম্পর্কে কোন গুনাহ কিংবা কোন ভ্রটি-বিচ্যুতি অবগত হলে 
তার ভিন্নতর ব্যাখ্যা দিতেন। 

- মানাকিবুল আসবিয়া গ্রন্থে বর্ণিত আছে যে, একদিন এক ব্যক্তি আগে বেড়ে 
গিয়ে ইমামতি করে এবং তিনি তার পেছনে সালাত আদায় করেন । সালাত শেষে 
কেউ আরঘ করল যে, এই ব্যক্তি শরাবখোর | তিনি বললেন, সব সময় পান করে 
না । লোকেরা বলল, সব সময়ই পান করে । জবাবে বললেন, রমযান মাসে পান 
করে না বোধ হয়।২ 


হাকীকী মা'রিফত এবং পরিপূর্ণ 'ইশৃক-এর ফল স্বাভাবিকভাবেই উভয় 
জগতের সঙ্গে অনাসক্তি ও গা বাঁচিয়ে চলা । তিনি মাজেদুল মুল্ক -এর সনির্বন্ধ 
অনুরোধে এবং তাকে মুহাম্মাদ তুগলকের অসন্তোষ ও রোষবহির হাত থেকে 
ব্বাচাবার তাকীদে খানকাহ্‌র জন্য যে জারগীর অসন্তুষ্ট চিত্তে কবুল করেছিলেন ভা 
তিনি দরিদ্রের বন্ধু এবং দয়ার্দ্রচিত্ত বাদশাহ ফীরোষ তুগলকের রাজত্বকালে 
ফিরিয়ে দেন। আর “সীরাতুশ্‌ শরফ'-এর সেই বর্ণনা যদি সত্যি হয়, হয় সঠিক 
যা ‘মু'নিসুল কুলূব’ নামক গ্রন্থের বরাত দিয়ে লেখা হয়েছে. তাহল তিনি দিল্লী 
- গমন করে জায়গীরের বাবত প্রদত্ত পরোয়ানা বাঁদশাহ্‌কে সোপর্দ করেন। এরপর 
খানকাহ্‌র নির্মাণ ও এর বিস্তৃতির ব্যাপারে আর কোনরূপ সম্পর্ক রক্ষা কিংবা 
আগ্রহ দেখান নি! যদি কেউ এ ব্যাপারে তীকে কোন পরামর্শ দিত, তবে তা তীর 
প্রকৃতিতে বিরূপ ছায়া ফেলত। “গঞ্জে লা ইয়াখফা' প্রণেতা লিখেছেন £ 
১. ৬৪তম পত্র। | 
২. মানাকিবুল আসফিয়া, পৃ. ১৪১; সম্ভবত ঘটনাটি রমযান মাসের । 


গুণাবলী ও বৈশিষ্ট্যসমূহ : ৯৯৭ 
শায়খ হামীদুদ্দীন রে) মাখদুম শায়খ (র)-এর দোস্ত ছিলেন। নির্জনেও তীর 
. সঙ্গে থাকতেন। একবার অর্ধেক রাত অতিবাহিত হবার পর মাখদূম 
রে)-এর খেদমতে হাযির হন৷ টাদনী রাত ৷ মাখদূম রে) বাইরে বের হয়ে 
আসলেন এবং প্রাঙ্গণে প্রাচীরের নিকট বসে পড়লেন। শায়খ হামীদুদ্দীনও 
এক মুহুর্ত বসে থাকলেন। অল্প কিছুক্ষণ পর তিনি বললেন, যদি এই চবুতরা 
কিছু বেড়ে যায় তবে প্রাঙ্গণ স্পষ্ট ও পরিষ্কার দৃষ্টিগোচর হবে। মাখদুম রে) 
উঠে দীড়ালেন এবং বলতে লাগলেন $ আমি মনে করছিলাম যে, এই আবছা 
রাতে ধর্মীয় ব্যাপারে সম্ভবত কোন সমস্যা দেখা দিয়ে থাকবে যার 
সমাধানের জন্য আপনি এখানে তশরীফ এনেছেন। কিন্তু এখন দেখতে 
পাচ্ছি, আমি ভুল ধারণার ভেতর ছিলাম। আপনি বলেছেন, চবুতরা বাড়াও 
আর এই ফকীর বলছে, এই পুতুল ঘরকে বিরান করে দাও ।৯ 
বুলন্দ হিম্মত | 
' হযরত মাখদুম (র)-এর বড় আরও একটি স্বাতন্ত্য এবং তরক্ষী ও কামা- 
লিয়াত হাসিলের গোপন রহস্য তীর পাহাড়সম বুলন্দ হিন্মত্‌ ও উন্নত মনোবল যা 
তীর জীবনের অবস্থাদিতে এবং লিখিত মকতুবাতের প্রতিটি ছত্রে ছত্রে ফুটে 
উঠেছে। তিনি তার সঙ্গে সম্পর্কিত ব্যক্তিবর্গ, বন্ধু-বান্ধব ও.খাদিমকুলকে হামেশা * 
উচ্চ সাহস ও চাহিদার ব্যান্তির জন্য উৎসাহিত করেছেন ও তাকীদ দিয়েছেন। 
নিশ্চিতই এ ব্যাপারে তার আমলও বেশি হবে। একটি পত্রে অত্যন্ত আশা- 
উদ্যমময় পদ্ধতিতে তিনি উচ্চ সাহসিকতার যে তা'লীম দেন তা হল? . 
তুমি যতই ভীরু ও কাপুরুষ হও না কেন, হিন্মত বুলন্দ ও সমুন্নত রাখবে। 
ভ্রাত! পুরুষের হিম্মতৎকোন বস্তুর সঙ্গেই দুর্বল হয় না। তার হিন্মতের বোঝা 
ওসব আল্লাহ্‌ওয়ালার হিন্মত এমন পাক-পবিত্র এবং এমন প্রশস্ত যে, তার 
ভেতর জঞ্জাল ও আবর্জনার নাম-নিশানাও থাকে না য়েন এ সমস্ত লোক 
সেখানে উড়তে পারে এবং কোন দিগস্তই 'রবুবিয়ত-এর দিগ্ত' থেকে 
অধিকতর পাক এবং কোন ময়দানই ওয়াহ্‌দানিয়াত তথা একতৃবাদের 
ময়দান থেকে অধিকতর প্রশস্ত ও বিস্তৃত নেই। পুরুষের হিম্মত কা'বা শরীফ ' 
ও বায়তুল মুকাদ্দাসের আশে-পাশে ঘোরাফেরা করে না এবং আসমান- 
যমীনও তাওয়াফ করে না! সুবহানাল্লাহ! কতই না অদ্ভুত কাজ! এক ব্যক্তি 


০১ ৯৮ -- 
১. সীরাতুশ শরফ, ১২৮ পূ.।1 


১৯৮ ... সংগ্রামী সাঁধকদের ইতিহাস } 


নিজ জায়গায় বসেছে, পা দুখানি আঁচলে টেনে নিয়ে এবং মাথাটা উরু 
প্রান্তে স্থাপন করে আছে। অথচ তার অবস্থা তো এই যে, তার মস্তক 
(হিম্মত) স্থান ও কাল অতিক্রম করে সামনের দিকে অগ্রসর হয়ে গেছে। 
কতই না মুবারক সে হিম্মত যা আদম সন্তান ভিন্ন আর কোথাও পাবে না। 
তীর শোয়খ মাখদূম-এর) চোখ সর্বদাই দুষ্প্রাপ্য বস্তুর ওপর লেগে থাকত। 
কেননা প্রাপ্ত দ্রব্য তার নিকট অকিঞ্চিৎকর দৃষ্টিগোচর হত এবং প্রশস্ত মনো- 
বল এবং বুলন্দ হিম্মতের কারণে প্রতিটি ক্ষণ ও প্রতিটি মুহুর্তে উন্নততর বস্তু 
তার চোখের সামনে ফিরত ৷ 
তিনি অন্যদেরকেও এমনি বিস্তৃত মনোবল ও উন্নত সাহলিকতা অর্জনের 
নির্দেশ দিয়েছেন। 
যদি উভয় জগতই তোমার দরজায় এনে হাযির করা হয় এবং বলা হয় যে, 
এ সবই তোমার আয়ত্তাধীন, যেভাবে খুশি ব্যবহার কর-তবু তুমি সতর্ক ও 
হুঁশিয়ার থাকবে । এমনটি যেন না হয় যে, দুনিয়া ও আখিরাতের উর্ধ্বে যে 
সব বস্তু রয়েছে এর কারণে তা পর্দার অন্তরালে হারিয়ে যায় এবং তদবধি 
পৌছুবার সকল রাস্তা ছিন্ন হয়ে যায়৷ 
তাজরীদ ও তাফরীদ 
তাজরীদ ও তাফরীদ-এর অধিবাসীরা সৃষ্টিজগত থেকে সম্পর্কগ্্তি এবং 
অত্যত্রীতির দিক দিয়ে সেই মকাম পর্যন্ত পৌছে যান যেখানে কোন অপরিচিতের 
পক্ষে পৌছা কিংবা তার উচ্চতা অনুভব ও উপলব্ধি করা সাধারণের পক্ষে অত্যন্ত 
মুশকিল ব্যাপার ৷ কেননা যতক্ষণ পর্যন্ত না স্বয়ং তিনি নিজের অবস্থার বর্ণনা দেন 
কিংবা মনযিলের নিশানা বাতলান তার সন্ধান মেলা ভার। এ সব আল্লাহ্‌ওয়ালার 
জনসমুদ্ধে নির্জনতা অবলম্বন এবং আপন ভুবন সফরের মাধ্যমে মুল্যবান সম্পদ 
হাসিল হয় এবং তারা ‘কাজের সাথে হাত এবং বন্ধুর সাথে হৃদয়’ (3143 ০০১ . 
১3৯ ৭4১) -এর প্রতিচ্ছবি, পথ-প্রদর্শন ও তরবিয়তের কঠিন দায়িত্বে সমাসীন 
থাকেন এবং নবী করীম সে)- এর আনুগত্যের শান তাদেরকে হামেশা সৃষ্টিকুলের 
মধ্যবর্তীতে স্থান দেয়। “তাজরীদ' ও ‘তাফরীদ’ কোন্‌ মকামকে বলা হয় এবং 
ধারা এ মকামে পৌছে গিয়ে থাকেন তাদের অবস্থা কি হয়ে থাকে, তা তার 
নিজের মুখেই শুনুন ৪ 


গুণাবলী ও বৈশিষ্ট্যসমূহ 758 


তাজরীদ’ সমস্ত আত্মীয়তা সূত্র ও সম্পর্ক এবং সম সৃষ্টিজগত থেকে পৃ থক 


হয়ে ধাত | লা ডাক নিযে: নেত অৰি ন করাত নাতিৰ 
তেমনি যেন দিলের মাঝে কোনরাপ ধূলিমালিন্য না থাকে, না থাকে - 
পৃষ্ঠদেশে কোন বোঝা । কারো সঙ্গে হিসাব-কিতাবের কোন সম্পর্ক যেমন 
থাকবে না-তেমনি থাকবে না অন্তরের মাঝে পার্থিব চিন্তা-ভাবনার কোন 
বাজার কিংবা গেলা, আর সৃষ্টির সঙ্গে ভার কোনরূপ কায়-কারবারও থাকবে 
না। তার হিম্মত তথা সাহসিকতার বাজপাখি 'আরশে মু'আল্লাকেও অতিক্রম 
করে যাবে এবং উভয় জগত অতিক্রম করে স্বীয় পরম আরাধ্যের সান্নিধ্যে 
গিয়ে উপনীত হবে। উভয় জগত থাকতে দোস্ত ব্যতিরেকে কোন সন্তুষ্টির 
কারণ যেন না ঘটে এবং উভয় জগতের অনুপস্থিতিতে দোস্তের সঙ্গী হয়েও 
যেন অখুশিরও কোন কারণ না ঘটে! একজন প্রিয়ভাজন কত সুন্দরই না 
“বলেছেন ঃ ‘আল্লাহ্‌ সঙ্গে থাকতে কোন ভয়াবহতাই বড় নয় আর আল্লাহ্‌ 
- ব্যতীত অপর কিছুর সঙ্গী হয়ে কোন শান্তি ও আরামের উপকরণও শান্তি ও 
আরামের নয় ৷ এজন্যই বলা হয়েছে যে, যে কেউ আল্লাহ্‌ রাব্বুল ‘আলামীন. 
থেকে দূরে সরে যায় সে প্রকৃতই দুঃখ-কষ্ট ও বিপদ-আপদে নিপতিত, যদি . 
কয়েকটি দেশের ধনভাপ্তারের মালিকও সে হয়। আর যে কেউ আল্লাহর 
সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত, সে উভয় জগতের বাদশাহ- যদিও রাতের 
খাবার তার না জোটে ।* 
অন্য আর এক চিঠিতে তিনি লিখছেন ৪ 
দোস্ত অস্তিতূ- ব্যতিরেকেও মওজুদ আছেন, আর অন্যরা বিদ্যমান থাকতেও 
অস্তিত্হীন। কিন্তু শর্ত এই যে, তুমি গোটা বিশ্ব থেকে পলায়ন করবে এবং 
নিজের মধ্যে নিজেকে ফিরিয়ে আনবে! দিল্‌ (অত্তর)-কে নিজের থেকে 
উঠিয়ে নিজের থেকেই হাত গুটিয়ে. নেবে যেমন আসহাবে কাহফ 
করেছিলেন। নিজের দিলকে কাহফ (গুহা) বানাবে এবং নিজেরই দিলে 
এসে নিজেই নিজের ওপর জানাযা'পড়ে নেকে নিজের নফসের রাগ ও 
হিংসা-বিদ্েষকে নিজের দিল (অন্তর-রাজ্য) থেকে টেনে বাইরে নিক্ষেপ 
করবে যেন তোমাকে সমগ্র মাখনুকাতের সামনে তুলে ধরা হয় যেমন আস- 
হাসি রর নানা 
এতদসম্পর্কিত আয়াত রয়েছে 8) “যদি তুমি তাদের অবস্থা সম্পর্কে 
ওয়াকিফহাল হয়ে যাও তবে ভূমি পেছনে ভেগে আসবে, আর তোমার 
অন্তঃ্করণ তাদের প্রভাবে অভিভূত হয়ে পড়বে খদি তুমি তাদেরকে 
গভীরভাবে নিরীক্ষণ কর । 


১. বাষটিতম চিঠি । | - তত 


২০০ সংগ্রামী পাধকদের ইতিহাস | 
সৎ্কার্যে আদেশ এবং মুসলমানদের অবস্থা ও কার্যকলাপ সম্পর্কে চিন্তা- 
॥ " তাজরীদ ও তাফরীদের এরূপ সমুন্নত মকাম সত্বেও যেখানে দিলে 
ধুলিমালিন্য এবং কোন মখলূকের সঙ্গে যোগাযোগ কিংবা সম্পর্ক রক্ষার কোনরূপ 
সুযোগই নেই, সেখানেও তিনি (শায়খ মুনায়রী) আল্লাহ্র সৃষ্টিকুলের অবস্থার 
প্রতি করুণাশীল ছিলেন এবং মুসলমানদের অবস্থা ও কার্যকলাপের ব্যাপারে 
চিন্তা-ভাবনা ও তাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রক্ষা করে চলতেন। আর সেহেতুই 
তিনি সমকালীন বাদশাহদের সঙ্গে কখনো কখনো চিঠিপত্রের মাধ্যমে যোগাযোগ 
রাখতেন এবং ন্যায়বিচার, ফরিয়াদী ও মযলুমের সাহাধ্য-সহায়তা এবং তাদের 
হিফাযতের দিকে তাঁদের দৃষ্টি আকর্ষণ করতেন। একবার খাজা ‘আবিদ জাফর ' 
আবাদীর মালমাত্তা হারিয়ে যায । এতে তিনি সুলতানুশ শায়খ ফীরোধ শাহকে 
একটি চিঠি লিখেন। এতে তিনি হুযুর আকরাম সো.) এবং মহান সাহাবা রো.) 
. বর্ণিত যালিম ও মযলুমদের সম্পর্কিত কতিপয় ঘটনা ও হাদীছ উদ্ধৃত করার পর 
লিখেন ৪ ) 
আল্লাহ্‌র অশেষ শুকরিয়া যে, আজ সেই মহান শ্রদ্ধেয় ও সম্মানিত ব্যক্তি 
যিনি মযলুম ও অসহায়দের আশ্রয় এবং ইনসাফ ও সুবিচার যার দরবার 
থেকে দুনিয়াবক্ষে প্রকাশিত হচ্ছে, তিনি আজ সৌভাগ্যের এমনি এক 
দ্বারপ্রান্তে গিয়ে উপনীত হয়েছেন যে সম্পর্কে ইসলামের পয়গন্বর বলেছেন 8 
এক মুহুর্তের ন্যায়বিচার ষাট বছরের ইবাদত অপেক্ষা উত্তম। 
২ হযরত শরফুদ্দীন আহমদ যুনায়রী রে) দীনী “ইল্ম হাসিল এবং শিক্ষা 
ক্ষেত্রে পরিপূর্ণ ডা'লীম লাভ করেন সোনার গীওয়ে। এজন্য স্বাভাবিক ও সঙ্গত 
কারণেই তিনি বাংলা এবং সেখানকার অবস্থাদি সম্পর্কে বিশেষ আগ্রহশীল ছিলেন 
এবং সেখানকার মুসলমানদের অবস্থাদি সম্পর্কে চিন্তা-ভাবনা ও খোঁজ-খবর 
নিতেন। = | ৃঁ 
:' -এ পথের সালিক (আধ্যাত্মিক পথের পথিক)বৃন্দ স্বীয় কারামত ও 
মরামসমূছে বে পরিমাণে উন্নতি করেন তাদের ওপর হুযুর (স)-এর প্রেমময়তা 
এবং তীর পূর্ণ অনুসরণের গুরুত্ব ও আবশ্যকতাও সেই পরিমাণে দিবালোকের 
মত উদ্ভাসিত হয়ে ওঠে এবং তীদের সামনে আরও সুস্পষ্টরূপে প্রতিভাত হয়ে 
ওঠে যে, আল্লাহ্র দরবারে পৌছুতে এবং গৃহীত (মকবুল) হতে হলে রাসূল 


গুণাবলী ও বৈশিষ্ট্যসমূহ ২০১ 
করীম (স)-এর পূর্ণ অনুসরণ এবং তাঁর আনীত সুন্নত ও শরীয়তের নিকট 
পরিপূর্ণ আত্মবিলোপ ব্যতিরেকে সম্ভব নয়৷ এ প্রসঙ্গে তার (হযরত মুনায়রী-এর) 
যে 'আকীদা ও সুদৃঢ় বিশাস ছিল তা তুলে ধরার জন্য নিমোক্ত চিঠিটিই যথেষ্ট ঃ 
LS SS 35184 211 2৬5৯5 ধুর 91 I: ls lJ 

এ 
আল্লাহ্‌ পাক বলেন £ “বল (হে মুহাম্মাদ!) যদি তোমরা আল্লাহ্‌র ভালবাসা 
পেতে চাও তবে আমার অনুসরণ কর; তাহলে আল্লাহ্‌ও তোমাদের ভাল- 
'বাসবেন” উল্লিখিত বক্তব্যকেই সমর্থন করে। 

এ থেকে জানা গেল যে, কতিপয় অযোগ্য, নাদান ও বাজে লোক যারা 
তাদের ভ্রান্ত “আকীদা-বিশ্বাস ও মূর্থতার কারণে মুহাম্মাদুর রাসুলুল্লাহ (স)- 
এর পথ অবলম্বন করে না-তারা এই উক্তি অনুসারে অত্যন্ত বদবখৃত তথা 
হতভাগা । একজন পথ-্রদর্শক ব্যতিরেকে সোজা-সরল রাস্তায় নিরুদিগ্ন 
গতিতে চলা এক কথায় অসম্ভব 
এই মূলনীতির ওপর তিনি যেরূপ দৃঢ়তার সঙ্গে আমল করতেন এবং সুন্নতে 
নববী সে)-এর পরিপূর্ণ অনুসরণের ক্ষেত্রে সদাজাগ্রত থাকতেন, তার পরিমাপ 
নিম্নোক্ত ঘটনা থেকেও পাওয়া যাবে ৪ 
ঠিক যে দিন তিনি ইন্তিকাল করেন তখন তীর বয়স ছিল ১২১ বছর ! তিনি 
" দুর্বলতা ও শক্তিহীনতার. শেষপ্রান্তে গিয়ে পৌছেছিলেন। এই অন্তিম মুহুর্তেও 
পরিপূর্ণ দৃঢ়তা ও অটুট সংকল্প নিযে তিনি সুন্নতের অনুসরণে শেষ ওযু করেন। 
শায়খ যঈন বদর ‘আরাবী ওফাতনামায় লিখেন ৪ 
তিনি বদন মুবারক থেকে জামা খুলে ওযুর নিমিত্ত পানি চাইলেন, আস্তিন 
গুটিয়ে মিসওয়াকের জন্য হাত বাড়ালেন এবং সজোরে বিসমিল্লাহ 
উচ্চারণপূর্বক ওযু শুরু করলেন ! তিনি ওযু করতে গিয়ে প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গ 
ধোয়ার ক্ষেত্রে সাধারণ দু'আ-দ্রূদ পড়ে চলছিলেন। কনুই পর্যন্ত দুই হাত 
ধৌত করলেন, কিন্তু মুখমণ্ডল ধুতে ভুলে গেলেন। শায়খ খলীল তাকে এ 
ভুলের কথা স্মরণ করিয়ে দিলেন। এরপর তিনি পুনরায় গোড়া থেকে ওযু 
করতে শুরু করলেন । বিসমিল্লাহ ও দু'আ-দরূদ পূর্বের ন্যায়ই প্রতিটি নতুন 
স্থান ধৌতের সঙ্গে সঙ্গে অত্যন্ত ধৈর্য ও সতর্কতার সাথে পড়ছিলেন আর 
উপস্থিত ব্যক্তিবর্গ বিশ্ময় প্রকাশ করছিল যে, এরূপ অবস্থাতেও তিনি 
এতখানি অভিনিবেশের পরিচয় দিচ্ছেন! কাবী যাহিদ ডান পা ধোয়ার 


২০২ সংগ্রাসী সাধকদের ইতিহাস . 


ব্যাপারে একটু সাহায্য করবার মানসে হাত বাড়িয়ে দিলেন। তিনি সে হাত 
ফিরিয়ে দিয়ে বললেন 'খাম"। তারপর নিজে নিজেই ওযু সমাপন করলেন। 
অতঃপর চিরুনী চেয়ে নিয়ে দাড়ি সুন্দররূপে জীচড়ালেন, জায়নামাব নিলেন 
: এবং দৃ'রাকাত নামায আদায় করলেন 1১. 


সুন্নতে নবহী অনুসরণের সঙ্গে সঙ্গ স্বাভাবিক ন্যাসের বলেই তিনি 
বিদ'আতের প্রতি ছিলেন বিদেহী বিদ'আতের ক্ষেত্রে তিনি এতখানি সতর্ক ও 
সাবধানী ছিলেন যে একবার তিনি বলেছিলেন, 

এখানে অথবা অন্য কোনখানেই হোক না কেন, সুন্নত ও বিদ'আত সামনে 

আসামাতরইসন্নতকে পরিত্যাগ করা উত্তম হবে যদি সুনুতকে আঁকড়ে ধরতে 

গিয়ে বিদ'আতে লিপ্ত হয়ে পড়ার আশংকা দেখা দেয় ২ 


১. যঈন বদর ‘আরাবীকৃত ওফাতনামা থেকে। 


২. খানপুর নে'মত, তৃতীয় মজলিস, চতুর্থ অধ্যায়ের ফারসী তরজমা প্রিয় বন্ধু সুফী মুহাম্মাদ 
বে কি তাজ সী 


পঞ্চম অধ্যায় 
ওফাত : 


হযরত মাখদূম শায়খ শরফুদ্দীন ইয়াহইয়া মুনায়রী (রা.)-এর জীবন-বৃত্তান্ত, 
. তীর কামালিয়াত এবং উচ্চ মকাম ও মর্যাদা সম্পর্কে যা কিছু তার সমসাময়িক 
জীবনীকাররা ভবিষ্যত বংশধরদের জন্য লিপিবদ্ধ করেছেন তা মোটেই যথেষ্ট 
নয়। অবশ্য তীর ইন্তিকালের বিবরণ যা তীর খাস খলীফা ও এসব ঘটনার 
প্রত্যক্ষদর্শী শায়খ ঘঈন বদর “আরাবী লিপিবদ্ধ করেছেন, তাও যদি সংরক্ষিত 
থাকত তাহলেও তা তীর মর্যাদা ও মরতবা "পরিমাপ করবার জন্য কিছুটা যথেষ্ট 
হুত। ইসলামী ইতিহাসে কতিপয় মহান বুষর্গ ও ইমামের ওফাতের ঘটনাবলী 
এবং দুনিয়া থেকে বিদায় নেবার ও মৃত্যুকে খোশ আমদেদ জানাবার বিবরণ 
এমনভাবে বর্ণনা করা হয়েছে যে, এথেকে সে সমস্ত মহান ব্যক্তির মর্যাদা, 
আল্লাহ্‌র সঙ্গে সম্পর্ক, ঈমান ও ইয়াকীনের পরিমাপই শুধু হয় না, বরং তা থেকে 
ইসলামের সত্যতাও দিবালোকের ন্যায় জনসমক্ষে ভেসে ওঠে । কোন উন্মত ও 
জাতিগোষ্ঠীর মহান বুযর্গ কিংবা কোন ধর্মের মহান নেতৃবৃন্দের শেষ জীবনের ' 
ঘটনাবলী ও শেষ নিঃশ্বাস ত্যাগের বৃত্তান্ত এতখানি প্রভাব সৃষ্টিকারী, ঈমানের 
আলো বর্ধক ও আবেগ-উদ্দীপক নয় যতখানি ইসলামের মহান ব্যক্তিদের ঘটনা- 
বলী বিশুদ্ধ ইতিহাস আমাদের জন্য সংরক্ষণ করে রেখেছে! 


হযরত মাখদূম মুনায়রী (রা.)-এর ওফাতের যে বৃত্তান্ত এখানে বর্ণনা করা 
হয়েছে তা থেকে তীর নজীরবিহীন দৃঢ়তা, শরীয়তের পূর্ণ অনুসৃতির ব্যাপারে 
আবেগ. ও উৎসাহ-উদ্দীপূনা, উন্মতে সুহাম্মাদী (সা.)-এর জন্য চিন্তা-ভাবনা, 
ইসলাম-অনুসারীদের জন্য দরদ, ভালবাসা ও কল্যাণ কামনা এবং জীবনের 

নাযুক মুহূর্তেও তাদের চিন্তা ও তাদের জন্য দু'আ, আল্লাহু পাকের রহমতের 
আশাবাদ, সুদৃঢ় বিশ্বাস ও নির্ভরশীলতার সঙ্গে সেই মহান সম্ভার 
পরমুখাপেক্ষীহীনতা ও শ্রেষ্ঠত্বের ভীতি, ঈমানের নিরাপত্তা, উত্তম পরিণাম লাভের 
চিন্তা ও সতর্ক মনোযোগই প্রকাশ পায়। | 


২০৪ সংগ্রামী সাধকদের ইতিহাস . 
হযরত শায়খ যঈন বদর 'আরাবী বলেন £ 

সেদিন ছিল বুধবার । ৭৮২ হিজরীর হে শাওয়াল তারিখে আমি তার 
খেদমতে হাযির হলাম । ফজরের সালাত আদায়ের পর তিনি 
তক্তপোশের ওপর বালিশ হেলান দিয়ে বসেছিলেন। সহোদর ভ্রাতা শায়খ 
জলীলুদ্দীন, খাস খাদিম এবং আরও কতিপয় বন্ধু-বান্ধব ও খাদেম যারা 
হযরত শায়খ-মুনায়রী (র)-এর খেদমতের.জন্য পরপর কয়েক রাত ধরে 
জাগ্রত ছিলেন-তীদের মধ্যে কাবী শামসুদ্দীন, মাওলানা শিহাবুদ্দীন (যিনি 
ছিলেন খাজা মীনার ভাগিনা), মাওলানা ইবরাহীম, আমু কাযী, মিঞা ” 
হেলাল ও ‘আকীক এবং আরও অন্যান্য বন্ধু-বান্ধব ছিলেন। তিনি পবিত্র মুখ 
দিয়ে উচ্চারণ করলেন, “লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিশ্লাহিল 
'আযীম।” অতঃপর উপস্থিত ব্যক্তিবৃন্দের দিকে মুখ করে বললেন, তোমরাও 
বল। সবাই এ হুকুম তা'মিল করল এবং সবাই পড়ল-“লা হাওলা ওয়ালা 
কুওয়াতা ইল্লা বিল্লাহিল “আযীম।' অতঃপর মুচকি হেসে বিস্ময়ের সুরে 
বললেন ৪ সুবহানাল্লাহ! অভিশপ্ত শয়তান এ মুহুর্তে তওহীদের মসলার 
ক্ষেত্রেও আমার পদশ্থলন ঘটাতে চায়-করতে চায় বিভ্রান্ত । আল্লাহ্‌র অসীম 
অনুগ্রহ ও কৃপা, ভার দিকে আমি কীভাবে দৃষ্টিপাত ও লক্ষ্য করতে পারি! 
অতঃপর তিনি ‘লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিশ্লাহিল-“আবীম” পড়তে 
শুরু করলেন এবং উপস্থিত সবাইকেও বললেন, তোমরাও পড়। এরপর 
তিনি নিজে দু'আ-দরূদ ও ওষীফার ভেতর মশগুল হয়ে গেলেন। চাশ্তের 
সময়. তিনি এ থেকে ফারেগ হলেন। কিছু বিলম্বের পর তিনি আল্লাহ্‌ 
তা'আলার হামদ ও ছানার ভেতর. মশগুল হলেন, সজোরে “আলহামদু 
লিন্নাহ” আলহামদু লিল্লাহ' পড়তে লাগলেন, বলে চললেন আলহামদু 
লিল্পাহ, আলহামদুলিল্লাহ, আল-মিন্লাতু লিল্লাহ্‌, আল-মিন্নাতু লিল্লাহ। 

এরপর হযরত মাখদুম (র) হুজরা থেকে বেরিয়ে হুজরার প্রাঙ্গণে আসেন 
এবং ভাকিয়ার (বালিশ) আশ্রয় নেন। অল্পক্ষণ পরেই হস্ত মুবারক বাড়িয়ে 
দিলেন যেন তিনি মুসাফাহা করতে চাচ্ছেন। তিনি কাবী শামসুদ্দীনের হাত 
নিজের হাতের ভেতর' টেনে নিলেন এবং অনেকক্ষণ ধরে রাখলেন. - 
অতঃপর তার হাত ছেড়ে দিলেন। খাদেমদের বিদায় পালা ভার. থেকেই শুরু 
হল! অতঃপর কাধী যাহিদের হাত ধরে নিজের পবিত্র বুকের ওপর স্থাপন 
করলেন এবং বললেন £ আমরা তো সেই-আমরা. তো সেই । অতঃপর 


ওফাত . | ২০৫ 
বললেন, আমরাই সেই দিওয়ানা, আমরাই সেই পাগল । এরপর 
বিনয়-নম্রতা ও দীনতার একটা বিশেষ স্বরূপ প্রকাশ পেল এবং তিনি 
' বললেন, না, বরং আমরা তো সেই দিওয়ানাদের জুতার ধুলি । অতঃপর 
প্রতিটি উপস্থিত ব্যক্তিকে ইশারা করলেন এবং প্রত্যেকের হাতে ও দাড়িতে 
চুমো দিলেন, আল্লাহ তা'আলার রহমত ও মাগফিরাতের আশাবাদী হবার 

জন্য তাকীদ করলেন এবং বুলন্দ আওয়াজে পড়লেন ৪ 


“ৰ এ sas hr 2. 40 2523 ১5 a IFES 9 
“তোমরা আল্লাহ্র রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয় আল্লাহ্‌ সমস্ত গুনাহ্‌ 
মাফ করবেন।” অতঃপর এই কবিতাটি আবৃত্তি করলেন ৪ 

| (৪ লও ১৩০০০০৯০015 
এ plas a Ab Ll ৩1 
এরপর উপস্থিত ব্যক্তিবর্গের দিকে মুখ ফিরিয়ে বললেন ৪ কাল যদি 
তোমাদের প্রশ্ন করা হয় তাহলে বলবে-“লা তাকনাতু মির-রাহমাতিল্লাহ’ 
নিয়ে এসেছ । যদি আমাকেও বলা হয়-তাহলে আমিও তাই বলব ৷ এরপর 
ISSO গা 


120 অনি: MB 


অতঃপর নিম দু'আও পড়লেন 

ssid ie Bets রা sn sas 

053 SE BAG ls Cc! 11528 ৩57 
ভরা 08175 EGE কহ 


অর্থাৎ আমি আরাহ পাকে আমার রণ হিলৰ, ইসলামকে দীন 
(জীবনব্যবস্থা ও জীবন দর্শন) হিসেবে, মুহাম্মাদ (স)-কে নবী, কুরআন 
পাককে ইমাম; পবিত্র কাঁবাকে কিবলা, মু'মিনদেরকে ভাই, জান্নাতকে 
আল্লাহ্‌দত্ত পুরস্কার এবং জাহান্নামকে আল্লাহ্‌র শান্তি হিসেবে পরিপূর্ণ সনুষ্ট 
ও তৃপ্তি সহকারে মেনে নিচ্ছি। 


২০৬ 


সংগ্রামী সাধকদের ইতিহাস... 
বাড়িয়ে দিলেন এবং বললেন, পরিণাম ও কল্যাণ শুভ হোক। অতঃপর 
পবিত্র সুখে ডাক দিলেন, আমু! মওলানা আমু ছিলেন হুজরার অভ্যন্তরে । 


. তিনি ডাক শোনামাব্রই-'এই যে আমি’ বলে দৌড়ে আসলেন ৷ তিনি তার 


হাত ধরলেন এবং ভার পরশ নিজের চেহারা মুবারকের ওপর বুলাতে লাগ- 
লেন। তিনি বলতে লাগলেন, ভুমি আমার অনেক খেদমত করেছ। আমি 
তোমাকে পরিত্যাগ করব না। সম্পর্ক গভীর ও গাঢ় রেখ, তাহলে আমরা 
একত্রে সহাবস্থান করতে পারব। যদি কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হয়-কি 
এনেছ? তবে বলবে 8 


Pr 


BIE এও Sl LEI Sl 5555 bs 1 CHEST 
যদি আমাকেও জিজ্ঞাসা করা হয়, তাহলে আমিও এই জবাবই দেব। 
বন্ধু-বান্ধবদের বল, ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে । আমার সম্মান 
ও মর্যাদা যদি সেদিন রক্ষা পার (অর্থাৎ জাহান্নামের হাত থেকে বেঁচে যদি 
জান্নাত লোকের অধিকারী হবার সার্টিফিকেট লাভ করতে পারি) তবে আমি 


: “কাউকেই পরিত্যাগ করব না। এরপর হেলাল ও 'আকীকের দিকে লক্ষ্য 


বিরাট খেদমত করেছ। আমি যেমনটি তোমাদের ওপর খুশি 
ছিলাম-তোমরাও তেমনি খুশি হবে এবং খুশী থাকবে সর্বদাই । তিনবার 
স্বীয় হাত মিঞা হেলালের পিঠের ওপর রাখলেন এবং বললেন, সফল ও 
ভাগ্যবান থাকবে৷ সে সময় তার দু'খানা পা-ই মিঞা হেলালের কোলে ছিল 
আর তার ওপর তিনি বড়ই মেহেরবান ছিলেন। 

ইতোমধ্যে মাওলানা শিহাবুদ্দীন নাগোরী আসেন। তিনি কয়েকবার তাঁর 
মাথা, মুখমণ্ডল, দাড়ি ও পাগড়ীতে চুমো খেলেন। তিনি আহ্‌! আহ্‌! সূচক 
আনন্দধ্বনি করছিলেন আর ‘আলহামদু লিল্লাহ' “আলহামদু লিল্লাহ’ বলে 
যাচ্ছিলেন । তিনি হাত নামিয়ে নেন এবং দরূদ শরীফ পড়তে থাকেন। 
মাওলানা শিহাবুদ্দীনের নজরও ছিল হযরত মাখদূম রে)-এর চেহারা 
খুবারকের ওপর এবং তিনিও দরূদ শরীফ পড়ছিলেন। এরপর তিনি 


মাওলানা শিহাবুদ্দীন-এর ভাগিনা খাজা মু'ঈন-এর নাম নেন এবং বলেন, 


আমার বিরাট খেদমত করেছে আর আমার সঙ্গে তার এঁক্যও ছিল। অত্যন্ত 
সুন্দরভাবে সে আমার সাহচর্যে কাটিয়েছে। তার পরিণামও শুভ ও কল্যাণময় 


| হোক । এই সময় মাওলানা শিহাবুদ্দীন, মওলানা মুজাফফর বলখী ও 


ওফাত ২০৭ 


মাওলানা নাসিরুদ্দীন জৌনপুরীর নাম নেন এবং বলেন, এ দু'জনের সম্বন্ধে 
আপনার বক্তব্য কি? তিনি অত্যন্ত খুশিভরে মুচকি. হেসে এবং নিজের সকল 
গ্রাণ-প্রতীম, আমার প্রিয়; মাওলানা নাসিরুদ্দীনও ঠিক তেমনিই। খিলাফত 
ও ইকতিদা গ্রহণের জন্য যে সব শর্ত ও গুণ অপরিহার্য, তা এ দু'জনের 
মধ্যে পুরোমাত্রায় বিদ্যমান। আমি যা-কিছু বলেছি ভা এই গরীবদেরকে 
সৃষ্টির ফেতনা থেকে হিফাবত করবার স্বার্থেই বলেছি।১ এই সুযোগে 
মাওলানা শিহাবুদ্দীন কিছু পেশ করে আরয করলেন, মাখদূম। এটি কবুল 
করুন। তিনি বললেন, আমি কবুল করলাম । এটা কি, আমি তো তোমার 
সারা ঘর-বাড়িই কবুল করে নিয়েছি। এরপর তাদেরকে টুপী প্রদান করা 
হল । তারা পুনরুপি বায়'আত হবার দরখাস্ত পেশ করলে তিনি তা কবুল 
করেন। 


এইসব চলকালীন কাধী মীনা হযরত মাখদূম রে)-এর খেদমতে এসে হাযির 
হলেন। মিঞা হেলাল পরিচয় করিয়ে দিলেন এবং আরয করলেন, ইনি 
- কাষী মীনা । কাষী মীনা! কাধী মীনা! কয়েকবার উচ্চারণ করলেন। কাষী 
মীনা বললেন, আমি আপনার খেদমতে হাধির আছি এবং হাতে চুমো 
. দিলেন। তিনি তার হাত স্বীয় চেহারা মুবারকে, দাড়িতে ও গণ্ডদেশের ওপর 
বুলিয়ে নিলেন এবং বললেন, তোমার ওপর আল্লাহ্‌র রহমত হোক । ঈমানের 
সঙ্গে থাকো আর ঈমানের সঙ্গেই দুনিয়া থেকে বিদায় নাও। স্নেহের সুরে 
এও বললেন, মীনা তো আমাদের । ইতোমধ্যে মওলানা ইবরাহীম 
আসলেন। হযরত মাখদুম €র) তার দাড়িতে স্বীয় ডান হাতের পরশ বুলিয়ে 
দিলেন এবং বললেন, ভুমি আমার অতি উত্তম খেদমত করেছ এবং আমায় - 
পরিপূর্ণ সঙ্গ দান করেছ। সম্মান ও মর্যাদার সঙ্গে থাকবে। মাওলানা 
ইবরাহীম আরয করলেন, মাখদূম!* আপনি কি আমাতে সন্তুষ্ট ও রাষী 
আছেন? বললেন, হ্টা। আমি তোমাদের সবার ওপর সন্তুষ্ট ও রাধী আছি! 
তোমাদেরও আমার ওপর রাষী হওয়া দরকার । যা কিছু আছে সবই আমার 
পক্ষ থেকে। এরপর ফাধী শামসুদ্দীনের ভাই কাষী নুরুদ্দীন হাযির হন। 
তিনি কাধী নূরুদ্দীনের হাত নিজের হাতের মধ্যে টেনে নেন এবং অত্যন্ত 
স্নেহ ও প্রীতির সঙ্গে তার দাড়ি, চেহারা, গণ্ডদেশ ও হাতের ওপর বার 
১. এখানে জানা যায়নি কোন্‌ ঘটনার প্রতি এখানে ইিত করা হয়েছে। 
২. এখানে মুদ্রিত এবং হাতে লেখা কপিতে 5১! ৮: শব্দটি রয়েছে। সশুবত এর অর্থ হবে 
আজ ভোরবেলা । 


২০৮ সংগ্রামী সাধকদের ইতিহাস - 


কয়েক চুমো দেন। আনন্দের সঙ্গে তিনি আহ্‌! আহ্‌! করে যাচ্ছিলেন। তিনি 
তাকে বললেন, তুমি আমাদের সাহচর্যে খুব থেকেছ: আর আমাদের 
খেদমতও করেছ খুব। আল্লাহ্‌ চাহে তো কাল (বেহেশতে) একই জায়গায় 
আমরা থাকব। এরপর মাওলানা নিজামুদ্রীন কোহী হাযির হন? তিনি টুপী 
' মুবারক নিজের মাথা থেকে নামিয়ে তাকে দান করেন এবং উত্তম ফল 
লাভের জন্য দু'আ করলেন। বললেন, আল্লাহ্‌ তা'আলা তোমাকে মন্ধিলে 
মকসুদে পৌছিয়ে দিন। অতঃপর উপস্থিত ব্যক্তিবর্গের দিকে লক্ষ্য করে 
বললেন, বন্ধুগণ! যাও, স্বীয় দীন ও ঈমানের উপর কায়েম ও মশগুল থাক! 


এরপর লেখক ঘঈন.বদর “আরাবী তীর হস্ত মুবারকে চুমো দিলেন! স্বীয় 
চক্ষু, মাথা ও শরীরে তার পরশ বুলিয়ে নিলেন। হযরত মাখদূম রে) জিজ্ঞাসা 
করলেন, কৈ? আমি আরয করলাম, আপনার আস্তানার ভিখারী আপনার দৃষ্টি 
আকর্ষণ করছে এবং আরয করছে যে, তাকে নতুনভাবে আপনার গোলামীতে 
কবুল করা হোক । তিনি গ্রত্যুত্তরে বললেন, যাও! তোমাকেও কবুল করলাম । 
তোমাদের ঘর ও পরিবারবর্গের সকল সদস্যকেও কবুল করলাম। ঘনিষ্ঠ ও 
সুসম্পর্ক কায়েম রেখ। যদি আমার ‘ইষ্যত-আবর রক্ষা পায়, তাহলে আমি. 
কাউকে পরিত্যাগ করবার বান্দা নই। আমি আরয করলাম, আশা তো 
অনেকখানিই। 
কাৰী শামসুদ্দীন আসলেন এবং হযরত (র)-এর পার্শ্বে উপবেশন করলেন । 
মওলানা শিহাবুদ্দীন, হেলাল ও “আকীক আরয করল যে, মাখদূম! কাষী 
, শামসুদ্দীন সম্পর্কে আপনার কী হুকুম? তিনি বললেন, কাষী শামসুদ্দীন 
সম্পর্কে আর কী বলব কাষী শামসুদ্দীন তো আমার সন্তান, কয়েক জায়গায় . 
তাকে আমি সন্তান লিখেছি। চিঠিপত্রে তাকে আমি আমার ভাইও লিখেছি। 
তার জ্ঞানবত্তা ও দরবেশী জীবন প্রকাশের এজাযত হয়ে গেছে। তারই 
খাতিরে এত কিছু বলা ও লেখার সুযোগ এল । তা না হলে এসব কে লিখতঃ 
এরপর ভাই ও বিশিষ্ট খাদেম শায়খ খলীলউদ্দীন, যিনি পাশেই বসেছিলেন, 
তীর হাত.ধরলেন। হযরত মাখদূম রে) তার দিকে ফিরলেন এবং বললেন, 
খলীল! সুসম্পর্ক কায়েম রেখ । তোমাকে “উলামা ও দরবেশরা ছাড়বে না। ' 
মালিক নিজামুদ্দীন খাজা মালিক আসবে । তাকে আমার সালাম পৌছে দিও। 
- আমার তরফ থেকে ওষরখাহী করবে এবং বলবে যে, আমি তার প্রতি সতুষ্ট 
সম্তুষ্টচিত্তে বাচ্ছি। তোমরাও আমার প্রতি সন্তুষ্ট থেকো । আরও বললেন ৪ 
যতদিন পর্যন্ত মালিক নিজাযুদ্দীন আছে, তোমাকে ছাড়বে না। 
শায়খ খলীলউদ্দীন অত্যন্ত অভিভূত ছিলেন । চোখে ছিল তার অশ্রুর বন্যা । 
হযরত মাখদুম (র) যখন তাকে অন্তর-মন বিধ্বস্ত অবস্থায় দেখলেন, তখন 


ওফাত | ২০৯ 
অত্যন্ত সেহভরে বললেন, সম্পর্ক বজায় রেখো আর অন্তর-মনকে শক্ত কর। 
এরপর তিনি বললেন, কেঃ প্রত্যুত্তরে হেলাল আরয করল, মওলানা মাহমুদ 
সুফী ৷ এতে তিনি গভীর আফসোস ও পরিতাপের সাথে বললেন, বেচারা 
তার শুভ পরিণতির জন্য দু'আ করলেন । এরপর খেদমতে হাযির হলেন 
কাযী খান খলীল। হযরত মাখদূম (র) বললেন, বেচারা কাধী আমার বহু. 
পুরানো দোস্ত, -আমার সাহচর্বে বহু দিন কাটিয়েছে। আল্লাহ পাক ভাকে 
"উত্তম বিনিময় দান করুন এবং তার পরিণতি শুভ হোক । তার সন্তানও আ- 
মাদের দোস্ত। সবার পরিণাম ফলই শুভ ও কল্যাণবহ হোক এবং আল্লাহ্‌ 
তা'আলা দোযখের আগুন থেকে রেহাই দিন। 


এরপর খাজা মুয্যুদ্দীন হযরত মাখদুম (র)-এর খেদমতে তশরীফ রাখেন। 
তিনি তারও কল্যাণ ও শুভ কামনা করলেন। অতঃপর মাওলানা ফঘলুল্লাহ্‌ 
কদমবুসী করেন। ভালো, ভালো ৷ আল্লাহ পরিণাম ফল শুভ করুন, 
বললেন। হযরত মাখদূম রে)-এর ফতুহ নামক বাবুর্চি কাদতে কাদতে 
আসল এবং পায়ের উপর গিয়ে পড়ল। তিনি বললেন, বেচারা ফতুহ যা 
কিছু এবং যেমনটি ছিল, আমারই ছিল। তার জন্যও কল্যাণকর দু'আ 
করলেন! এরপর মাওলানা শিহাবুদ্দীন কদমবুসী করার সৌভাগ্য লাভ 
করেন। হেলাল এই বলে পরিচয় করিয়ে দিলেন যে, ইনি হাজী 
রুক্নউদ্বীনের ভাই মাওলানা শিহাবুদ্দীন।. তিনি তাঁরও শুভ পরিণতির জন্য 
দু'আ করলেন এবং বললেন, ঈমান তাজা রেখ, আর আল্লাহ্‌র রহমতের 
প্রত্যাশী হয়ে পড়বে £ 
_ ইহ ৯11 54 sais) i 253 Ss 1 জা ও 

কিছুক্ষণ পর যোহরের কাছাকাছি সময়ে সায়্যিদ জহীর উদ্দীন স্বীয় চাচাতো 
ভাইকে সাথে নিয়ে হযরত মাখদূম (র)-এর খেদমতে হাযির হন! তিনি 
তাকে একেবারে কোলের ভিতর টেনে নিলেন এবং অত্যন্ত স্নেহ ও 
করুণাভরে বললেন, আমি যে পরিণাম! পরিণাম! বলছিলাম-তা এই ৷ 
এরপর তিনবার তাকে কাছে টেনে নিলেন এবং শেষবার এই আয়াত 
পড়লেন £ 

ALLE GIS 21153354111 4 3 ba 1 GEST 
তিনি উপস্থিত ব্যক্তিবৰ্গকে আল্লাহ্‌ তাআলার রহমত ও মাপফিরাতের 
প্রত্যাশী ও প্রার্থী করে তুললেন! এরপর সেখান থেকে উঠলেন এবং 


সংামী সাধক (৩য় খণ্ড)-১৪ 


২১০ 


সংগ্রামী সাধকদের ইতিহাস 


হুজরাতে তশরীফ নিয়ে গেলেন। সায়্যিদ জহীরউদ্দীনের সঙ্গে বেশ কিছুক্ষণ 
বসলেন এবং অনেকক্ষণ ধরে তার সাথে আলাপও করলেন। এরপর খলী- 
লের ভাই মুনাওয়ার আর পেশ করেন যে, আমি আপনার হাতে তওবাহ 
করতে ও বার়'আত হতে চাই। তিনি তাকে এস" বলে ডেকে নিলেন এবং 
তার দিকে হাত বাড়িয়ে দিয়ে তওবাহ ও বায়'আত হওয়ার সুযোগ দানে 
ধন্য করলেন। অতঃপর একটি কাচি চেয়ে পাঠালেন। কাচি দিয়ে তার চুল 
কাটালেন ও টুপি পরিয়ে দিলেন এবং বললেন, যাও দু" রাকাত সালাত 
আদায় করে এসো। ঠিক এমনিভাবে তীর পুত্রকেও তিনি বার'আত করেন 
এবং তার প্রতিও এ একই আদেশ দেন। 

ইতিমধ্যেই মাওলানা নিজামুদ্দীন মুফতীর ভাই কাবী ‘আলম আহমদ মুফতী - 
বিনি ছিলেন বিশিষ্ট মুরীদবর্গের অন্যতম-আসেন এবং অত্যন্ত আদবের সঙ্গে 
হযরত মাখদুম মুনায়রী (র)-এর সামনে উপবেশন করেন। এরই মাঝে 
হাযির হন এবং এসে উপবেশন করেন। হযরত মুনায়রী রে)-এর পবিত্র দৃষ্টি 
তিলাওয়াত করতে পারবে? উপস্থিত ব্যক্তিবর্গ আরয করল-ছেলে এখনও 
ছোট ৷ সায়্যিদ জহীর উদ্দীন মুফতীর পুত্রও হাযির ছিল। মিয়া হেলাল যখন 
দেখলেন এই মুহূর্তে তর কালামে রব্বানী শোনার আগ্রহ খুব বেশি, তিনি 


টু তক্ষুণি ছেলেটিকে ডেকে পাঠালেন এবং পাঁচটি আয়াত তিলাওয়াত করে 


শোনাতে নির্দেশ দিলেন। সায়্যিদ জহীরদ্দীনও যখন অনুভব করলেন 
মাখদুম মুনায়রীর রে) তবিয়ত মুবারক কুরআন মজীদ শুনতে খুবই আগ্রহী, 
ছেলেটি সম্মুখে এসে অত্যন্ত আদবের সঙ্গে উপবেশন করল। সে সূরা 
আল-ফাতহ এর শেষ কুকুর আয়াত বত ০3৬13 4111 ০৬৭৪ ৬৮০৯০ 
থেকে তিলাওয়াত শুরু করল। হযরত মাখদূম রে) তাকিয়ায় হেলান দিয়ে 
আরাম করছিলেন, উঠে বসলেন এবং চিরন্তন প্রথা মুতাবিক অত্যন্ত আদবের 
সঙ্গে দু'ইটু মিলিয়ে বসে গেলেন আর গভীর মনোনিবেশ সহকারে কুরআন 
মজীদ শুনতে লাগলেন। ছেলেটি যখন ১511 43 ৮3521 পর্যন্ত গিয়ে 
পৌঁছল তখন সে ভীত-সন্্রস্ত হয়ে গেল। ফলে তার পক্ষে সামনে অগ্রসর 
হওয়া অসম্ভব হয়ে দীড়াল। তিনি তাকে পরবর্তী শব্দগুলি শিখিয়ে দিলেন। 
ছেলেটি যখন কিরাত খতম করল তখন তিনি বললেন, খুবই ভাল পড়ে আর 


ওফাত ২১১ 


মাখরাজও আদায় করে ভাল, কিন্তু ভয় পেয়ে যায় । এ সময় তিনি একজন 
পশ্চিমা দরবেশের কথা উত্থাপন করলেন। এ দরবেশের তবিয়ত যখন ভাল 
_ থাকত তখন তিনি কুরআন শরীফ শুনতে খুবই আগ্রহী হয়ে উঠতেন। আর 
যখন তার তবিয়ত ভাল যেত না-তখন তিনি কুরআন শুনতে আগ্রহী হতেন 
না। 

এরপর কাষী “আলমের প্রতি শরবত ও পান দেবার হুকুম 'হল। ভিনি' 
ওযরখাহী করলেন (এতক্ষণে না দিতে পারায়)। তিনি শরীর থেকে পিরহান 
(জামা) খুলতে চাইলেন এবং চাইলেন ওষূ সম্পাদনের জন্য পানি। আন্তিন 
গুটিয়ে তিনি মিসওয়াক চাইলেন, সরবে বিসমিল্লাহ পড়লেন এবং ওযু শুরু 
করলেন। প্রতিটি নতুন অঙ্গ-প্রত্যঙ্গ ধৌত করবার ক্ষেত্রে যে পৃথক পৃথক 
দু'আ আছে তা পড়লেন। কনুই পর্যন্ত দুই হাত ধোঁত করলেন, কিন্তু মুখ 
ধৌত করতে ভুলে গেলেন। শায়খ ফরীদুদ্দীন (রা.) স্মরণ করিয়ে দিলেন 
যে, মুখমণ্ডল ধোয়া বাকী রয়ে গেছে। তখন তিনি প্রথম থেকেই ওযু শুরু 
করলেন এবং বিসমিল্লাহ থেকে শুরু করে যেখানে যে দু'আ পড়তে হয় 
অত্যন্ত সতর্কতা ও মনোযোগের সঙ্গে তা পড়লেন। মুফতী সৈয়দ জহীর 
উদ্দীন রো.) এবং হাধিরানে মজলিস দেখছিলেন আর বিস্ময় প্রকাশ 
করছিলেন এমতাবস্থায়ও তার এতখানি সতর্কতা ও অভিনিবেশ প্রত্যক্ষ 
করে। কাষী বাহিদ পা ধৌত করার ব্যাপারে সাহায্য করতে চাইলেন। 
হযরত মাখদূম রো.) তাকে থামিয়ে দিলেন এবং বললেন, দীড়িয়ে থাকো । 
এর পর তিনি নিজে নিজেই শেষতক ওযু করলেন এবং পরিপূর্ণভাবে ওযু 
সমাপনের পরে চিরুনী চেয়ে পাঠালেন, দীড়ি আঁচড়ালেন। এরপর মুসাল্লা 
(জায়নামাঘ) চাইলেন এবং নামায শুরু করলেন। দু'রাকাত পড়ে সালাম 
ফেরালেন এবং ক্লান্ত ও অবসন্ন হয়ে পড়ার কারণে কিছুক্ষণ আরাম 
করলেন। শায়খ খলীলউদ্দীন আরয করলেন, হযরত! শাস্তির সঙ্গে হুজরায় 
তশরীক নিয়ে চলুন, ঠাণ্ডা এসে গেছে। তিনি দীড়িয়ে গেলেন, জুতা পরলেন 
এবং হুজরার দিকে চললেন । মাখদূম মুনায়রী (র)-এর একটি হাত ছিল 
মাওলানা যাহিদ-এর কীধে আর অপরটি ছিল মওলানা শিহাবউদ্দীনের 
কীধে। হুজরাতে তিনি বাঘের চামড়ার ওপর শুয়ে গড়লেন । মিঞা মুনাওয়ার 
তওবাহ্র বায়“আতের জন্য দরখাস্ত পেশ করলেন। ভিনি ভার দিকে হাত 
বাড়িয়ে দিলেন এবং তাকেও তওবাহ ও বায়'আত দ্বারা ধন্য করলেন। তার 
মাথার উভয় পার্থর চুলই কিছু কিছু কেটে ছেটে দিলেন, টুপি পরিয়ে দিলেন 


২১২ সংগ্রামী সাধকদের ইতিহাস 

এবং বললেন, যাও! দু'রাকাত সালাত আদায় কর। আর এটাই ছিল শেষ 
তত্তবাহ ও আখেরী বায়'আত যা তিনি করিয়েছিলেন। এখানেই একটি 
স্ত্রীলোক আপন দুই পুত্রসহ এসে হাযির হয় ও কদমবুসী লাভে ধন্য হয়। 
“আসরের সালাত আদায়ের পর মাগরিবের কাছাকাছি সময়ে খাদেমকুল 
আরয করল যে, হযরত! চারপায়ীর ওপর আরাম করুন। মাখদূম মুনায়রী 
€র) চারপায়ীর ওপর তশরীফ রাখেন এবং আরাম করেন 

মাগরিবের সালাত আদায়ের পর শায়খ জলীল উদ্দীন, কাষী শামসুদ্দীন, 
মাওলানা শিহাবুদ্দীন, কামী নৃরুদ্দীন, হেলাল, 'আকীক ও অন্যান্য বন্ধু-বান্ধব 
এবং খাদেমবর্গ যারা খেদমতে নিয়োজিত ছিল-চারপায়ীর চারিপার্শ্বে 
উপবিষ্ট ছিলেন৷ হযরভ মাখদুম রে) কিছু বিলম্বে বুলন্দ আওয়াজে- 
শবিসমিল্লাহ' বলা শুরু করলেন। কয়েকবার বিসমিল্লাহ" বলার পর জোরে 
জোরে পড়লেন 8 

Gillin Ss ৩5009 eet ET 

এরপর উচ্চৈস্বরে ‘বিসমিল্লাহির রাহমানির রাহীম’ পড়লেন। অতঃপর 


পট পারনি ক পাপা তালট ঈশা 
- 41425 ৯০০৭৪ 


এরপর বললেন £ টা 
6৯757859555 . 

‘বেশ কিছুক্ষণ ধরে কলেমায়ে শাহাদাত আওড়াতে থাকলেন। অতঃপর 

কয়েকবার বললেন ঃ 

০৬০ dass 4141 81 41127 Ed! ৮৮৯০৫ 4111 8 


7441 


এরপর অত্যন্ত অভিনিবেশ সহকারে এবং অন্তরের সমস্ত শক্তি “মুহাম্মাদ 
প্রয়োগে ও গভীর আগ্রহ-উদ্দীপনা সহকারে ‘মুহাম্মাদ’ “মুহান্মাদ' এবং ১4! 
Ul ৬৯০ এ ৬৫০ ৯৮৯০ ০০০ 4 শেষ পৰ্যন্ত পড়লেন। অতঃপর 


নিমোদ্ধৃত আয়াত ৪6105 4 রর 1০ Cale Jy ES শেষ তক, 
এবং «51 এ ০৮ B23 Obs (955 ৫5505 ৩৫৩ 


- ওফাত ২১৩ 
12০ ৮০ পড়ে তিনবার কালেমায়ে তৈয়েবা নির্দিষ্ট নিয়মে পড়লেন! 
অতঃপর আসমানের দিকে হাত উঁচু করে তুলে ধরলেন এবং গভীর আগ্রহ ও ' 
মনোযোগ সহকারে, যেমন কেউ দু'আ" ও মুনাজাত করে, বললেন ৪ 
pala aa হল (৯91 PET pals saa Lal 91০০1 pelll 
Mle ০০৯০ হালা ০৪ 3৩ (1411 palin ৬৪ Lo ১৪ 1641 
৬০৯৭ 08০ ০০০ ০০ ০০৪ ELD pala Sans Lal SET শি] 
JST pA Sale ওই pala ৬০৯০ Lal 00 ০০৯৫1 টি 
- oll = ০০৯০৪ pala tans 0৪০ JAS ০০ 
- অর্থাৎ “হে আল্লাহ! উন্মতে মুহাম্মদীকে সংশোধন করো ৷ হে আল্লাহ! মুহাম্মদ 
(স)-এর উম্মতের ওপর রহম করো। হে আল্লাহ্‌! উন্মতে মুহান্মদীকে মাফ 
করে দাও। হে আল্লাহ! উন্মতে মুহাম্মদীর ওপর থেকে বালা ও মুসীবত 
সরিয়ে নাও। হে আল্লাহ্‌! উন্মতে সুহান্মদীকে আশ্রয় দাও। হে আল্লাহ! . 
মুহাম্মদ (স)-এর দীনকে যে সাহায্য করে তুমি তাকে সাহায্য কর। উম্মতে 
সুহাম্মদীর ওপর থেকে বিপদ-আ'পদ সত্র দূর করে দাও! হে আল্লাহ! যারা 
দীনে মুহাম্মদীকে অপমানিত করতে চায়, তাদের তুমি অপমানিত ও লাঞ্ছিত 
করো। আর এ কেবল তোমারই রহমতে সম্ভব । কেননা তুমিই সবচেয়ে ঘড় 
রহমকার ৷!” এই শব্দগুলো উচ্চারণের সাথে সাথেই আওয়াজ বন্ধ হয়ে 
| গেল। সে সময় তীর যবান মুবারকে নিমোক্ত শব্দসমষ্টি উচ্চারিত হচ্ছিল £ 


পি Inn 4০ ae 2 সপ পা 


রি) 04 HAE TITHE BEY 

এরপর একবার ‘বিসমিল্লাহির রাহমানির রাহীম’ বলেন এবং এরই সঙ্গে আর 

প্রাণৰায়ু বেরিয়ে অনস্তলোকে প্রস্থান করল ৷ তারিখটা ছিল ৭৮২ হিজরীর 

৬ই শওয়াল, রোজ বৃহস্পতিবার “ইশার সালাতের. ওয়াক্ত। পরে 

বৃহস্পতিবার দিনে চাশতের নামাযের সময় হযরত মাখদুম র)-কে দাফন 

করাহয়।৯ : | 
সালাতে জানাযা ও দাফন: | | 

সালাতে জানাযা হযরত শায়খ আশরাফ জাহাঙ্গীর সিমনানী রো.) পড়ান 
যিনি মাখদুম মুনায়রী (র)-এর ইন্তিকালের পর পৌছেছিলেন। লাতাইফে ' 
১. শেখ ঘঈন বদর “আরাবী রে) কৃত “ওফাতনামা" পুস্তিকা, ১৩২৯ হি. আগ্রা মুদ্রিত। 


২১৪ 'সং্রামী সাধকদের ইতিহাস - 


আশরাফী” গ্রন্থে হযরত মাখদূম সাহেব (র)-এর স্বয়ং নিজের ওসীয়ত ও. 
ভবিষ্যদ্বাণী ব্যক্ত করা এবং হযরত শায়খ আশরাফ জাহাঙ্গীর (র)-এর সেখানে 
পৌছানো ও ওসীয়ত মুতাবিক জানাযা পড়ানোর ঘটনা বিস্তারিতভাবে বর্ণিত 
আছে। এথেকে অবগত হওয়া যায় যে, মাখদূম সাহেব (র)-এর ওসীয়ত ও তথ্য 
মুতাবিক জানাযা তৈরি করে রাস্তার ওপর রেখে দেওয়া হয়েছিল এবং তার 
অপেক্ষা চলছিল। শায়খ আশরাফ জাহাঙ্গীর (র) দিল্লী থেকে বাংলার চিশতিয়া 
সিলসিলার মশহুর বুযর্ণ হযরত শায়খ “আলাউদ্দীন “আলাউল হুক লাহোরী 
পাগ্ডোবী (রা.)-এর খেদমতে তশরীফ নিতে যাচ্ছিলেন। পথিমধ্যে বিহার শরীফে 
ঠিক সেই সময় পৌছান যখন হযরত মাখদুম (রা.)-এর জানাযা তৈরি করে 
রাস্তার ওপর রেখে দেওয়া হয়েছিল এবং ইমামের জন্য অপেক্ষা করা হচ্ছিল। 
তিনি জানাযা পড়ান এবং নিজ হাতে কবরে শুইয়ে দেন।২ 

হযরত মাখদুম রে)-এর কবর কাচা এবং তার ওপর কোন গনুজ নেই। সূর 
সালতানাতের যুগে ভার আশে-পাশের ঘরবাড়ি, মসজিদ, হাউজ ও ফোয়ারা 
নির্মিত হয়। কিন্তু যেহেতু হযরত মাখদুম রাসূল আকরাম (স)-এর সুন্নত 
পরিপূর্ণভাবে অনুসরণের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক ও মনোযোগী ছিলেন, সেটা 
খেয়াল করে তীর কবর যে অবস্থায় ছিল সে অবস্থায়ই রেখে দেওয়া হয় 


সম্ভান-সম্ভতি ও বংশধর 
'সীরাতুশ্-শরফ' প্রণেতা লিখছেন ৪ 
মাখদুম (রা.)-এর ওঁরসে সন্তান-সন্ততির ধারা বর্তমানে একজন পৌত্রীর . 
মাধ্যমে অব্যাহত আছে। তীর সাহেবযাদা শাহ যাঁকীউদ্দীন পিতার 
জীবদ্দশায়ই বারিকা নামে একটি কন্যা রেখে ইহলোক ত্যাগ করেন। এই 
কন্যার শাদী মুবারক সায়্যিদ ওয়াহীদুদ্দীন রিযভীর ভাগিনা শায়খ নাজীবুদ্দীন 
ফিরদৌসী (রা.)-এর সাথে সুসম্পন্ন হয়। এদের দাম্পত্য জীবনে তোহরা 
নামীয় একটি কন্যা জন্মগ্রহণ করে যার বিবাহ হয় শিহাবুদ্দীন “আলভী তৃসীর 
সঙ্গে । শায়খ 'আলীমুদ্দীন ও শায়খ ইমামুদ্দীন নামে এদের দুটি পুত্র সন্তান 


১. লাতায়েফে আশরাফী, ১২৯৫ হি. দিশ্লী থেকে মুদ্রিত, ৯৪ পৃ. । 


২. লাভাইফে আশরাফী হযরত নিজামুদ্দীন য়ামনী, মিনি নিজাম হাজী গরীরুল রামনী নামে পরিটিত- এর 
কৃত, যিনি হযরত আশরাফ জাহাঙ্গীর (র)-এর মুরীদ ছিলেন এবং ভার সাহচর্যে তিরিশ বছর কাটান। 
এটা হ্যরভ আশরাফ জাহাঙ্গীর (রা.)-এর জীবন-চরিতও বটে, তেমনি তার শিক্ষামালার সংকলনও বটে। 


৩. সীরাতুশ-শরফ | 


ওফাত ২১৫. 


নওশী-ই-তওহীদ খিলাফত উৎ্সাদন করেন-তখন দরগাহ্‌র খাদেমগণ 
হযরত বারিকার সন্তানদের নিয়ে এসে খানকাহ্‌র খিলাফতের পদে সমাসীন 
করেন। এঁদের মধ্যে প্রথম বুযর্গ যিনি গদ্দীনশীন হন, তিনি ছিলেন শাহ 
বীখ।৯ 


মাখদূম সাহেব (র)-এর ভাইদের থেকে বংশীয় ধারা অব্যাহত থাকে৷ 
তাদের বংশধর অদ্যাবধি মুনায়র ও বিহার প্রদেশে বিদ্যমান । 
বিশিষ্ট খলীফা এবং মুরীদবর্গ 
“ীরাতুশ্-শরফ” প্রণেতা লিখছেন ৪ 
মাখদুম (রা.)-এর মুরীদদের তালিকা অত্যন্ত দীর্ঘ। নওশা-ই-তাওহীদ এই 
সংখ্যা লক্ষাধিক বলেন। এই সংখ্যাকে অতিরঞ্জিত বললে বোধহয় ভুল বলা 
হবে না। তবে এতটুকু বলা যায় যে, এ সংখ্যা নিশ্চিতই অধিক! আর এর 
ভেতর হিদায়াত-প্রা্থী ছাত্রদের সংখ্যাও অন্তর্ভুক্ত । হযরত মাখদূম (রা.)-এর 
নির্বাচিত ছাত্রদের তালিকা নিম্নরূপ £ 
মাওলানা মুজাফফর বলখী, মালিকযাদা ফযলুল্লাহ, মওলানা 'নাসীরদ্দীন 
- জৌনপুরী, মাওলানা নিজামুদ্দীন দর্দনহিসারী, শায়খ “উমর, কুত্বুদ্দীন, 
ফখরন্দীন, শায়খ সুলায়মান খাজগী, খাজা আহমদ, ইমাম তাজুদ্দীন, 
হুসায়ন মু‘ইয্য বলখী যিনি নওশা-ই-তাওহীদ নামে পরিচিত, মাওলানা 
কামরুদ্দীন, মাওলানা আবুল কাসিম, মাওলানা আবুল হাসান, .কাযী 
শরফুদ্দীন, কাধী মিনহায়ুদ্দীন দর্দনহিসারী, মাওলানা তকীউদ্দীন আওষী, 
মাওলানা শিহাবুদ্দীন নাগোরী, শায়খ খলীনুদ্দীন, মাওলানা রফী“উদ্দীন, 
মাওলানা আদম হাফিয, যঈন বদর “আরাবী, কাধী সদরউদ্দীন, শামসুদ্দীন 
খাওয়ারিবমী*, শায়খ মু‘ইয্যুদ্দীন, মাওলানা বরীমুদ্দীন, মাওলানা খাজা 
হামীদউদ্দীন, সওদাগর শায়খ মুবারক, যাকারিয়া গরীব, কাষী খানা 


১. সীরাতুশৃ-শরফ, পৃ. ১৫০। 

২. দীরাতুশ-শরফ' প্রণেভার এখানে ভুল হয়েছে যে, ইনি দেই শামসুদ্দীন খাওয়ারিযমী যিনি সুলতান 
গিয়াছুদীন বলবনের রাজত্বকালে শামসুল মুলক উপাধি ধারণ করে তখতনশীন হয়েছিলেন কিনতু 
এটা ঠিক নয়, শামসুল মুলুক মুসতাওফিল মুমালিক (নিরীক্ষক) মাওলানা শামসুদ্দীন খাওয়ারিযমী 
যিনি বলবনের রাজত্বকালে সিংহাসনারঢ় হয়েছিলেন-অষ্টম হিজরী শতাৰ্দী-শুরুর পূর্বেই মারা যান। 
হযরত খাজা নিজামুদ্দীন আওলিয়া রে) তাঁরই শাগরিদ ছিলেন। হয়তো সীরাতুশ্‌ শরফ প্রণেতা নামের 
ক্ষেত্রে ভ্রমে পতিত হয়েছেন অথবা হযরত মাখদূম (র) থেকে যিনি ফয়েয লাভ করেছিলেন তিমি 
অন্য কোন শামসুদ্দীন খাওয়ারিযমী ছিলেন। 


২১৬ সংগ্রামী সাধকদের ইতিহাস : 


নাজযুদ্দীন শাইর, কাষী বদরুদ্দীন জাফরাবাদী, মাওলানা লুভ্ফউদ্দীন, 
আহমদ 'সফীদবাফ, শায়খ যাকীউদ্দীন, মাওলানা নিজামুদ্দীন খানযাদা 
মাখদুম রে), মাওলানা আহমাদ আমু, মাওলানা যয়নুদ্ধীন, শায়খ শু'আয়ব, 
সায়্যিদ শিহাবুদ্দীন, ইমাম হালিফী, হাজী রুক্নুদ্দীন, মাওলানা আওহাদুদ্দীন 
যিনি শায়খ নাজীবুদ্বীন ফিরদৌসীর ভাগ্না, শায়খ রুস্তম ও শায়খ 
ওয়াজহুদ্দীন এবং শায়খ ওয়াহীদ উদ্দীন [তিনজনই শায়খ নিজামুদ্দীন 
আওলিয়া (র)-এর বান্ধব], মাওলানা হুস্সামুদ্দীন হযরতখানী প্রমুখ” 
"হযরত -মাখদূম শায়খ শরফুদ্দীন ইয়াহ্ইয়া মুনায়রী (রা.)-কে বহু গ্রন্থ 
প্রণেতাদের অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু তাঁর প্রণীত অনেক গ্রন্থ ও চিঠিপত্রই কালের 
বিবর্তনে এবং লোকের গাফলতির কারণে নষ্ট হয়ে গেছে! আবার অনেকগুলির 
নাম জীবন-চরিতসমূহেও খুঁজে পাওয়া যাচ্ছে না। যে সমস্ত কিতাবের এ পর্যন্ত 
সন্ধান পাওয়া গিয়েছে কিংবা যে সব গ্রন্থের সন্ধান মিলে কিংবা যেসব গ্রন্থে তীর 
নাম চোখে পড়ে, তা নিম্নরূপ ৪ 
ইরশাদুস সালিকীন, রিসালায়ে মাকিয়্যা, মি'দানুল মা“আনী, লাতাইফুল মা“আনী, 
ইশারাতে ষুখৃখুল মা“আনী, খানেপুর নে'মত, তুহফায়ে গায়বী, রিসালায়ে দর 
তলবে তালেবান, মালফ্যাত, যাদে সফর, 'আকাইদে শরফী, ফাওয়াইদে 
মুরিদীন, বাহরুল মা'আনী, সাফারুল সুজাফফার, কানযুল মা“আনী, গঞ্জে লা 
ইউফনী, মু'নিসুল মুরীদীন, শরাহ আদাবুল মুরীদীন।৯ ২৫ 
কিন্তু তার সবচেয়ে বড় স্মৃতি এবং তার উচ্চ মরতবা, তাহকীকের মকাম ও 
ইজতিহাদী শক্তির সর্বাপেক্ষা বড় প্রকাশ তীর 'মকতুবাত” এবং মকতুবাত সাহ্‌ 
সদী’ ইত্যাদি নামের গ্রন্থাদি। | 


১সীরাতুশৃ-শরফ, পৃ. ১১৫-১১৬। 
২, সীরাতুখ-শরফ, নুযহাতুল খাওয়াতির প্রভৃতি ! 


ষষ্ঠ অধ্যায় 


মকতুবাত, তীর শিক্ষা ও সাহিত্যিক মান 


হযরত মাখদূম রে)-এর জীবন্ত স্মৃতি এবং তীর বিদ্যাবত্তা ও কামালিয়াতের 
দর্পণ তীর মকতৃবাত (চিঠিপত্র)-এর বিরল ও দুর্লভ সংকলন যা শুধু সে যুগের 
প্রণীত গ্রস্থাদির মধ্যেই নয়, বরং মারিফাত ও হাকীকতের গোটা ইসলামী 
ভাগ্তারেই বিশেষ বৈশিষ্ট্যের দাবিদার । জ্ঞানের গভীরতা, বিশ্লেষণ ও পর্যবেক্ষণের 

অভূতপূর্বতা, সমস্যা ও সংকটের গ্রন্থি মোচন, ব্যক্তিগত অভিজ্ঞতা, যথার্থ 
উপলব্ধি, মুজতাহিদসুলভ জ্ঞান ও দৃষ্টি, কুরআন ও সুন্নাহ্‌র বিশুদ্ধ ও গভীর 
বোধশক্তি, মকামে নবুওতের সম্মান ও মর্যাদার বর্ণনা, শরীয়তের প্রতি সমর্থন ও 
সহায়তা এবং শরীয়তের সুক্মাতিসূক্মতার দিক দিয়ে আমাদের সীমাবদ্ধ জ্ঞানে 
গোটা ইসলামী পাঠাগারে হযরত মাখদূম (র) এবং ইমাম রব্বানী মুজাদ্দিদ 
আলফেছানী (র)-এর মকতুবাতের আর কোন দ্বিতীয় নজীর চোখে পড়ে না। এই 
সব মকতুবাত ব্যাপক অধ্যয়নের পর পরিমাপ করা যায় যে, উম্মতে যুহাম্মাদিয়া 
(স)-এর বিশেষজ্ঞ ও 'আরেফীনের জ্ঞান ও চিন্তা-ভাবনার নিপুণতা কোন্‌ উচ্চ 
মার্ণে পৌছেছিল এবং তীরা আল্লাহ্‌র পরিচয়, ঈমান ও ইয়াকীন, পর্যবেক্ষণ ও 
বুদ্ধি-জ্ঞান, আত্মার প্রশান্তি ও পবিত্রতা, রূহের পবিত্রতা ও সৌন্দর্য, তীক্ষ বোধ, 
চরিত্রের সূক্ষ্মতা, মানবীয় প্রকৃতির দুর্বলতা ও ভুলত্রান্তির আবিষ্কার ও অনুসন্ধানের 
ক্ষেত্রে কি পর্যন্ত তরক্বী করতে পেরেছিলেন এবং তাদের বুদ্ধিমত্তা ও চিন্তাশক্তি 
74757777554 
এবং কোন্‌ কোন্‌ মহাশূন্যে পাখা মেলেছে। 

‘ইল্‌ম ও মা'রিফত ছাড়াও এসব মকতুবাত লেখনীর জোর, বর্ণনাশক্তি ও 
উত্তম রচনাশৈলীর মাপকাঠিতেও একটি. সর্বোত্তম নমুনা । এগুলোর অনেকাংশই 
এতখানি উন্নত যে, তাকে দুনিয়ার সর্বোৎকৃষ্ট ও উচ্চ পর্যায়ের সাহিত্যের অন্তর্ভুক্ত 
করা যায়। দুনিয়ার অধিকাংশ ভায়ায় এবং জ্ঞান-বিজ্ঞান ও সাহিত্যের শাখায় এই 


২১৮ স্বামী সাধকদের ইতিহাস 


বাড়াবাড়ি করা হয়েছে যে, শুধু সেই সব ব্যক্তিত্বকেই সাহিত্যিক ও লেখক 
হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং তাদেরই লেখা ও চিন্তার ফসলকেই 
সাহিত্যের আদর্শ নমুনা হিসেবে পেশ করা হয়েছে যারা সাহিত্য ও রচনাকে 
একটি পেশা কিংবা যোগ্যতা ও প্রতিভা বিকাশের একটি মাধ্যম হিসেবে 
মনোনীত ও নির্বাচিত করেছেন অথবা যারা প্রাচীনকালে সরকার কিংবা দরবারের 
সঙ্গে সম্পৃক্ত ছিলেন অথবা রচনার ক্ষেত্রে যারা শিল্পসুলভ ও প্রচলিত রীতিনীতি 
তথা লৌকিকতা রক্ষা করে কাজ করেছেন। এর ফল এই হয়েছে যে, ‘আরবী 
সাহিত্যের ইতিহাসে প্রাঞ্জল লেখক হিসেবে সর্বদাই “আবদুল হামীদ কাতিব, 
আৰু ইসহাক আস-সাবী, ইবনুল “আমীদ, সাহিবে ইবনে 'ইবাদ, আবু বকর 
খারিষমী, আবুল কাসিম হারিরী এবং কাধী ফাযিলের নাম নেয়া হয়ে থাকে। | 
অথচ তীদের লেখার একটা বিরাট অংশ কৃত্রিম, জীবন ও আত্মা থেকে মাহরূম 
এবং প্রভাব সৃষ্টির ক্ষমতা থেকে মুক্ত। তাদের তুলনায় ইমাম গাযালী, ইবনে 
জওযী, ইবনে শাদ্দাদ, শায়খ মহীউদ্দীন ইবনে “আরাবী, আবু হাইয়ান তাওহীদী, 
হকদার! তীদের গ্রন্থে বিশুদ্ধ ও শক্তিশালী রচনা, ধ্যান-ধারণা ও 
আবেগ-অনুপ্রেরণার প্রকাশ এবং মানবীয় প্রভাব ও অনুভূতির চিত্র অত্যন্ত 
চিত্তাকর্ষক ও হৃদয়গ্রাহী ৷ কিন্তু এসব নিরাপরাধ লোকদের অপরাধ এই যে, তীরা 
কখনও সাহিত্য সাধনা ও রচনাকে তীদের চিরন্তন পেশা অথবা যোগ্যতা ও 
প্রতিভা প্রকাশের মাধ্যম হিসেবে গ্রহণ করেননি। তীদের অধিকাংশ লেখার 
একমাত্র উদ্দেশ্য ছিল ধর্ম ও জ্ঞানের চর্চা করা। 

সবচেয়ে মজার ও শিক্ষণীয় ব্যাপার হ'ল এই যে, একই লেখক দু'টি কিতাব 
লিখেছেন £ একটি সরাসরি বুদ্ধিমত্তা ও কৃত্রিমতা দিয়ে পরিপূর্ণ এবং অপরটি 
নেহায়েত সাদামাটা জৌনুসহীন। সেই যুগের সোসাইটি ও সাহিত্যসেবী গোষ্ঠী 
প্রথমোক্ত রচনার ভূয়সী প্রশংসাগীতিতে সোচ্চার। সম্ভবত উক্ত গ্রন্থের লেখকও 
আলোম্ধ গ্রন্থকে জীবনের উপার্জন এবং অহংকারের পূঁজি মনে করে থাকবেন। 
কিন্তু বাস্তববাদী যমানা ও বিপ্রবের মহাকাল তার সঠিক ও নির্ভুল ফয়সালা ঠিকই 
শুনিয়েছে। বুদ্ধিমত্তার ছাপ সম্বলিত চাকচিক্যপূর্ণ গ্রন্থটি পাঠাগারের সৌন্দর্য 
হিসেবে বিরাজ করতে থাকে এবং অপর কিভাবটির তরে চিরদিনের জন্য খেলাত 
প্রদত্ত হয় এবং হেমন্তবিহীন উদ্যানের ন্যায় চির বসন্তে পরিণত হয়। ইবনে 
জওযীর স্বরণীয় ও উল্লেখযোগ্য গ্রন্থ যাকে তিনি বেশ গর্বের সঙ্গে 
“আল-মুদহিশ” (গভীর বিস্ময়ে নিক্ষিপ্তকারী) নামে নামকরণ করেছিলেন- 


মকতৃবাত ; ২১৯ 
লোকচক্ষুর অন্তরালে হারিয়ে গেছে, কিন্তু তার সরল ও প্রাঞ্জল ভাষায় লিখিত 
১৮ 511 ৬১০ নামক কিতাবটি যেখানে তিনি অত্যন্ত সরল সহজ তরীকায় স্বীয় 
' জীবনের অভিজ্ঞতা এবং দৈনন্দিন জীবনের প্রভাব-প্রতিক্রিয়া লিপিবদ্ধ 
' করেছিলেন, সম্ভবত যাকে তিনি খুব একটা গুরুত্বপূর্ণ ও মনে করেন নি- আজ তা 
সাধারণ্যে প্রিয় এবং সাহিত্যের ছাত্রদের লক্ষ্যকেন্্ে পরিণত হয়েছে। 


সাহিত্য ও রচনার ওপর জহুরী আবুল ফযল এবং নেমত আলী খানের প্রভাব 
লক্ষ্য করা যাবে। অথচ রচনার জন্য যদি আবেগ ও বাস্তবতার প্রভাবশালী 
প্রকাশকে মানদণ্ড হিসেবে ধরা হয় তাহলে তাঁদের লেখনীর বিরাট একটা অংশ 
যেখানে শব্দের চাকচিক্য, বিস্ময়কর কারুকাজ ও শাব্দিক প্রশ্রয় ও পক্ষপাতিত্বের 
প্রাধান্য ছাড়া কিছুই দেখা. যাবে না । ফলে সেগুলো নিজেদের মূল্য হারিয়ে 
ফেলবে এবং খুব অল্প অংশই সাহিত্য ও রচনার সাধারণ মানদণ্ডে পুরোপুরি 
উত্তীর্ণ হবে এ সবের সুকাবিলায় এমন বহু গ্রন্থ মনোযোগ দেয়ার উপযোগী 
বিবেচিত হবে যেগুলোর প্রতি সাধারণভাবে সাহিত্যের ইতিহাসকার ও 
সর্বদাই উপেক্ষা প্রদর্শন করে এসেছেন । হযরত শায়খ শরফুদ্দীন 
ইয়াহইয়া মুনায়রী রে) এবং হযরত মুজাদিদ্দ আলফে ছানী শায়খ আহমদ 
ফারূকী রে)-এর “মকতৃবাত'-এর বৃহৎ অংশ, সম্রাট ‘আলমগীর রে)-এর 
“রুক'আত', শাহ ওয়ালীউল্লাহ দেহলবী রে)-এর “ইযালাতুল খিফা’ এবং শাহ, 
“আবদুল আযীয দেহলবী রে)-এর 'তুহফায়ে ইছনা “আশারিয়া'-এর বহু অংশই 
সাহিত্য ও রচনাশৈলীর উত্তম আদর্শ ও সফল নমুনা । এমন মনে হয় যে, প্রতিটি 
ভাষায় সাহিত্যের যে সীমা অগ্রপথিকরা অংকন করে দিয়েছেন, তার চৌহদ্দী 
থেকে বের হবার, অপরাপর জ্ঞান-বিজ্ঞান ও বিষয়-শান্ত্রের ভাণ্ডারকে 
আবর্জনামুক্ত করার এবং নতুন সাহিত্য-মহারথীদের জিজ্ঞাসাবাদ করার 
মাথা-ব্যথ্যা সাধারণভাবে সহনযোগ্য মনে করা হয় নি এবং এভাবেই শতাব্দীকাল 
ব্যাপী এ সব সাহিত্য -রতুরাজির ওপর ধুলির আস্তরণ জমতে থাকে । 
সাহিত্য ও রচনার ক্ষেত্রে সাধারণ এঁতিহাসিক ও সমালোচকবৃন্দের 
অধিকাংশই এই বাস্তবতাকে উপেক্ষা করছেন যে, যে লেখায় উত্তম বাকতঙ্গীর 
সঙ্গে অন্তরের জ্বালা ও তাপ এবং হৃদয়ের তপ্ত লোহুও শামিল হয় সে লেখায় 
এমন প্রভাব ও এমন শত সৃষ্টি হয় যে, স্বীয় সমসাময়িক যুগেও হাযারো দিলকে 
তা আহত করে এবং শত শত বছর অতিক্রান্ত হয়ে যাবার পরও তার সজীবতা ও 
প্রাণম্পন্দন এবং তার তাছীর ও অভিভূত করবার শক্তি অক্ষত থাকে৷ 


২২০ সংগ্রামী সাধকদের ইতিহাস - 


লেখা ও বক্তৃতাকে সর্বোত্তম ও কামিয়াব বানাবার জন্য যতগুলি গুণ ও 
যোগ্যতা, অলঙ্কারশান্ত্রের যতবিধ মূলনীতি ও নিয়ম-কানুন আবশ্যক, 
সাহিত্য-সমালোচকেরা সে সবেরই বিস্তারিত পর্যালোচনা করেছেন এবং প্রতিটি 
যুগেই তার ওপর বিতর্ক চলে আসছে। কিন্তু খুব কম লোকের কাছেই এটা. 
অনুভূত হয়েছে যে, সেসব গুণাবলী ও যোগ্যতার ভিতর একটি বড় প্রভাব 

রী ও না ভোলার মতো উপাদান অথবা কার্যকর শক্তি বক্তার খুলুসিয়ত 
(আন্তরিকতা বা একনিষ্ঠতা) ও বেদনাকাতরতা। সাহিত্য ও রচনাশৈলীর 
ভাগ্তারকে যদি একটি নতুন ও অধিকতর বাস্তবসম্মত এবং গভীর দৃষ্টিকোণ 
থেকে পর্যালোচনা করা হয় তবে তাকে দু'টি ভাগে ভাগ করলে বোধহয় অন্যায় 
হবে না। 

(এক) সে সমস্ত লেখা ও ধ্যান-ধারণার প্রকাশ যা অভ্যন্তরীণ চাহিদা ও দাবি 
এবং কোন শক্তিশালী দৃঢ়ভিত্তিক “আকীদা কিংবা বিশ্বাসের আওতাধীনে জন্মলাভ 
করে এবং যার লক্ষ্য ও উদ্দেশ্য কোনরূপ ফরমায়েশী কিংবা হুকুম তামিল 
করতে গিয়ে, দুনিয়াবী ফায়দা হাসিল অথবা কোন শক্তিশালী শাসক কিংবা 
বিত্ত-সম্পদের অধিকারী কোন ধনিকের সন্তুষ্টি লাভের জন্য ছিল না, বরং তিনি 
খোদ নিজ বিবেকের ও “আকীদার অনুশাসন মেনেছিলেন যার ভেতর শাসক ও 
ধনিকশ্রেণীর নির্দেশ পালনের চেয়েও অধিকতর শক্তি নিহিত এবং যা উপেক্ষা ও 
অমান্য করা কোন বিবেকবান মানুষের পক্ষেই স্ভব নয়। 


(দুই) সে সমস্ত লেখা যা কোন হুকুম তা'মিল করতে গিয়ে (অর্থাৎ 
" ফরমায়েশী) অথবা কোন দুনিয়াবী স্বার্থোদ্ধার কিংবা ওপর মহলের কোন ব্যক্তি 
- বিশেষের হুকুম তা“মিলের স্বার্থে লিখিত । 


সাহিত্যের এই উভয় প্রকারের ভেতর আসমান-যমীন ফারাক বিদ্যমান। :' 
প্রথম প্রকার সাহিত্য দীর্ঘ দিন ধরে সজীব ও প্রাণবন্ত থাকে। তার বিশেষত্ব এই 
যে, যদি তার উদ্দেশ্য ও লক্ষ্য ধর্মীয় ও নৈতিক চরিত্র সম্পর্কিত হয়, তবে তার 
হৃদয় ও চরিত্রের ওপর গভীর ও বিপ্লবাত্মক প্রভাব পড়ে। হাযার হাযার মানুষের 
অন্তরে তা পড়বার পর সংশোধন তথা পরিশুদ্ধির ব্যাপারে উৎসাহ ও প্রেরণার 
.. সৃষ্টি হয়। এর বিপরীতে দ্বিতীয় প্রকারের সাহিত্য সাময়িক অভিনন্দন এবং 
ক্ষণিকের আনন্দ ও তৃপ্তি ছাড়া হৃদয় ও আত্মার ওপর দীর্ঘস্থায়ী কোন প্রভাব রেখে 
যায় না তার জীবন ও আয়ু সীমিত ও সংক্ষিপ্ত হয়ে থাকে! প্রথম প্রকারের 
সাহিত্যে স্বতঃস্ফুর্ততা ও সহজ সাবলীল থাকে আর দ্বিতীয় প্রকারের সাহিত্যে 
থাকে শিল্প ও ব্যবস্থাপনাজাত সাজসজ্জা ৷ এই দু'প্রকার সাহিত্যের ভেতর পার্থক্য 


মকতুবাত ২২১ 


সেইরূপ যা এই দৃষ্টান্তমূলক কাহিনীর ভেতর দিয়ে বর্ণনা করা 'হয়েছে। জনৈক 
ব্যক্তি একটি শিকারী কুকুরকে জিজ্ঞেস করেছিল, হরিণ পালাবার ব্যাপারে 


_ তোমার চেয়ে বেশি এগিয়ে যায় আর তাকে পাকড়াও করার ক্ষেত্রে তুমি এত 


পিছিয়ে পড় কেন? হরিণ নিজের জন্য দৌড়ায়. আর আমি দৌড়াই আমার 
মনিবের জন্য-এটাই ছিল কুকুরের জবাব । 

মোটকথা, এই বাতেনী অবস্থা, বিশ্বাস ও পর্যবেক্ষণ, দা‘ওয়াতের প্রাধান্য, 
আত্মার সঙ্গে সম্পর্কের অধিকারীকে বাস্তবতা সম্পর্কে অবহিত করতে এবং 
মন্যিলে মকসুদ তথা অভীষ্ট লক্ষ্যে পৌছুবার আবেগ ও উৎসাহ, ইখলাস ও 
বেদনাকাতরতা, আত্মার সৌন্দর্য ও হৃদয়ের পবিত্রতা এবং এ সবের সঙ্গে 
প্রশান্তকর বিশুদ্ধ আনন্দ ও ভাষার ওপর আল্লাহ পাক হযরত শায়খ শরফুদ্দীন 
€র) কে-এক মহা সাহিত্যিক মর্যাদা ও মকাম (স্থান) দান করে ছিলেন এবং তিনি 
স্বীয় ধ্যান-ধারণা ও আবেগ-অনুপ্রেরণা প্রকাশের জন্য একটি স্থায়ী নিয়ম-কানুন 
সৃষ্টি করে নিয়েছিলেন-যা একমাত্র তারই জন্য ছিল নির্দিষ্ট । তাঁর “মকতৃবাত' শুধু 
ফারসী সাহিত্যেই নয়, বরং ইসলামী সাহিত্যেও একটি বিশিষ্ট স্থান অধিকার 
করে আছে এবং মারিফাত, হাকীকত, ইসলামের দাওয়াত ও সংক্কার- 

সংশোধনের ভাণ্ডারে কম জিনিসই এমন মিলবে যা স্বীয় সাহিভ্য-গুণ, শক্তি ও 

প্রভাব সৃষ্টিতে তীর দ্বিতীয় নজীর হতে পারে। | 


চিঠিপত্রের (মকভূবাভ) সংকলন এবং যাকে লেখা হয়েছে 
মকতূবাতের সবচেয়ে মশহুর ও নির্ভরযোগ্য সংকলন সেটি যা চৌসা১ নামক 
কসবা (ক্ষুদ্ৰ শহর)-এর শাসনকর্তার নামে.লিখিত ৷ এই সংকলনটিতে ১০০ টি 
চিঠি রয়েছে। কোথাও “মকতুবাতে শায়খ শরফুদ্দীন ইয়াহ্‌ইয়া মুনায়রী”- এর 
নামে ছাপা হয়েছে, কোথাও ‘সাহ্‌ সদী মকতূবাত’ নামে, আবার কোথাও 
“মকভ্বাতে সদী’ জি 
শাগরিদ শায়খ যঈন বদর 'আরাবী ভূমিকায় লিখেছেন . 
অধম বান্দা যঈন বদর ‘আরাবী বলছি যে, a চৌসা নামক 
কসবার শাসনকর্তা বারবার তার খেদমতে আবেদন করেছেন যে, এই গরীব 
কতকগুলি অসুবিধার কারণে হযরত মাখদুম রে)-এর মজলিসে হাযির হতে 
“এবং ভার সাহচর্ষের সৌভাগ্য লাভে (যা “ইল্ম ও মা'রিফাত হাসিলের 
১. চৌসা হযরত মাখদুম সাহেব (র)-এর আমলে একটি কেন্দ্রীয় ও প্রসিদ্ধ স্থান ছিল ৷ এ যুগে ভা প্রাচীন 
জেলা শাহজাবাদ কমিশনারীর একটি অখ্যাত পল্লী ! 


২২২ সংগ্রামী সাধকদের ইতিহাস 


মাধ্যম) বঞ্চিত। অতএব বিনীত প্রার্থনা যে, ইলমে সুলূক (অধ্যাত্ম পথের 
জ্ঞান)-এর প্রতিটি অধ্যায়েই বান্দার বোধ-শক্তি ও সামর্থ মুতাবিক কিছু 
অংশ যেন লিপিবদ্ধ করে রাখা হয় যাতে দূরে নিক্ষিপ্ত এই অধম এর থেকে 
লাভবান হতে পারে । এই দরখাস্ত যা অত্যন্ত ইখলাস ও অনুনর-বিনয় 
সহকারে করা হয়েছিল-মঞ্জুর করা হয় এবং হযরত মাখদূম (র) অধ্যাত্ম 
পথের পথিকদের (সোলিকীন) মরতবা ও মকাম এবং সুরীদদের অবস্থাদি ও 
কার্যকলাপের ব্যাপারে আবশ্যকমত কিছু কিছু লিপিবদ্ধ করে দেন এবং 
এইভাবে.-তওহীদ ও মা'রিফাত, ইশক ও মহব্বত, আকর্ষণ ও কোশেশ, 
বন্দেগী ও দাসত্ব, তাজরীদ ও তাফরীদ, প্রশংসা ও ভর্বসনা তথা 
গীর-মুরিদীর অনেক জরুরী ও উপকারী রচনাসমূহ ও হেদায়েত, 
প্রাচীনকালের বুযর্গদের বহু কাহিনী এবং অবস্থা ও কার্যকলাপের অনেক 
ভাণ্ডারই লেখার ভেতর এসে ঘার। এই চিঠিপত্রগুলো ৭৪৭ হিজরীর বিভিন্ন 
মাসে বিহার থেকে চৌসা নামক পন্নীতে প্রেরিত হত। খানকাহ্র খাদেম ও 
উপস্থিত ব্যক্তিবর্গ এসব চিঠি-পত্রের মোকতুবাত) নকল রেখেছিল যাতে 
সত্যের প্রার্থী ও পরবর্তীতে আগত বংশধরদের এটা কাজে লাগে । 
অন্য আর একটি সংক্ষিপ্ত সংকলন “মকভ্বাতে জওয়াবী” নামে. 
আলাদাভাবেও প্রকাশিত হয়েছে এবং “সাহ্‌ সদী মকভূবাত” (sx 
১৪5০) - এর (ইসলামী কুতুবখানা পাঞ্জাব, লাহোর থেকে প্রকাশিত) 
সংকলনের ভেতরও শাখিল। এটা এসব মকতুবাতের অবশিষ্টাংশ যা শায়খ 
বর নামে তার বিনীত দরখান্তের জওয়াবে লেখা হযেছিল এবং এর 
ভেতর অধিকাংশই আধ্যাত্মিক পথে চলতে গিয়ে আগত .সম্ভাব্য সমস্যা ও 


মৃত্যুর পর তার সঙ্গেই দাফন করে দেয়া হয়। আকম্মিকভাবেই কিছু চিঠিপত্র 
ওপর তার খাদেমের নজর পড়ে এবং তারা সেগুলি কপি করে নেয়। এই 
| সংকলন “মকত্বাতে জওয়াবী” নামে চিহ্নিত হয়। সংকলনে আটাশটি চিঠি 
রয়েছে। মকতূবাতের তৃতীয় এক সংকলন যেখানে একশো তেপান্নটি চিঠি 
রয়েছে বিভিন্ন ব্যক্তির নামে ৷ এই মকত্বাত ৬৬৯ হিজরীর জমাদিউল আওয়াল 
ও ৭৬৯ হিজরীর রমযানুল মুবারকের মধ্যবর্তী সময়ে লেখা হয়েছে। 

যাদের নামে এসব চিঠিপত্র লেখা হয়েছিল, তাদের মধ্যে বিশিষ্ট 
কয়েকজনের নাম এখানে দেওয়া গেল ৪ 


মকতুবাত ২২৩ 

কসবা আঙ্গুলীর অধিবাসী শায়খ “উমর, কাধী শামসুদ্দীন, কাষী যাহিদ, 

মাওলানা কামালুদ্দীন সন্তোষী, মাওলানা সদরদদ্দীন, মওলানা যিয়াউদ্দীন, 

" মাওলানা মাহমূদ সিঙ্গানী, শায়খ মুহাম্মাদ জাফর আবাদী যিনি দেওয়ানা নামে 

পরিচিত, মাওলানা নিজামুদ্দীন, সুলতান মুহাম্মাদ, মাওলানা নাসীরুদ্দীন, আমীন 

খান, মালিক খিষির, শায়খ কুত্বুদ্দীন, শায়খ সুলায়মান, সুলতানুশ্‌ শারক্‌ 
ফীরোষ শাহ। 


ব্লচনার উৎস 

হযরত শায়খ শরফুদ্দীন ইয়াহইয়া সুনায়রী রে)-এর মকতৃবাত অধ্যয়ন 
করলে পাঠকের কাছে পরিষ্কার অনুভূত হয় যে, এই মহাজ্ঞান, এই দুশ্প্াপ্য ও 
দুর্লভ সূক্ষ্ম ব্যাপারসমূহ ও পর্যালোচনা লেখকের শুধু ধীশক্তি, জ্ঞানের প্রাচূর্য, 
গভীর চিন্তা ও অধ্যয়নেরই পরিণতি নয়, বরং এটা তীর ব্যক্তিগত অভিজ্ঞতা, 
তার গভীর নিষ্ঠা ও বিশ্বীসেরই ফলশ্রচতি । আল্লাহ্র মহান দরবার, মুখাপেক্ষী নন 
এমনি শান, তার একচ্ছত্র আধিপত্য ও শ্রেষ্ঠতৃ, গৌরব মহিমা ও সৌহাদ্য, 
মুমিনের আশা ও ভয়, “আরিফ ও আল্লাহ্‌র পথের পথিকদের পারস্পরিক 


__. সৌহার্দ্য ও মিলন, আনন্দ ও বেদনা, রহমতের দরিয়ার প্রবল উচ্ছাস, তওবা ও 


আল্লাহ্‌র নৈকট্যলাভের প্রয়োজনীয়তার ওপর যা লেখা হয়েছে, তাতে পরিষ্কার 
বুঝা যায় যে, কোন গোপন রহস্যভেদী এবং হাকীকতের সঙ্গে পরিচিত কেউ তা 
লিখেছেন। প্রবৃত্তির ভ্রান্তি, শয়তানের প্রতারণা, নীচ চরিত্র এবং আধ্যাত্মিক পথের 
80977675885 বিস্তৃত ও কার্যকর 
জ্ঞানের ওপর প্রতিষ্ঠিত । 

তরীকতপস্থীদের ত্রান্তির ব্যাপারে সতর্কবাণী উচ্চারণ, শরীয়তের 
আবশ্যকতা, শরীয়তের কষ্টকর বিধানসমূহের স্থায়িত্ব, বেলায়েতের ওপর 
নবুওতের প্রাধান্য ও অগ্রাধিকার এবং মকামে নবুওতের মহান মর্যাদা সম্পর্কে যা 
কিছু লেখা হয়েছে, তার মুল্য ও কদর এবং তার উপকারিতা পরিমাপ করবার 
জন্য তখনকার সময় ও পরিবেশ সম্পর্কে জানা জরুরী যে সময় ও পরিবেশে এই 
মকতুবাত লেখা হয়েছে। এখানে আমরা বিভিন্ন শিরোনামের অধীনে সেই সব 
মকতৃবাতের কিছু উদ্ধৃতি পেশ করব । যিনি বিস্তারিতভাবে জানতে ও উপকার 
পেতে আগ্রহী, তিনি আসল মকতুবাতের শরণাপন্ন হতে পারেন। 


সপ্তম অধ্যায় 


একটি পত্রে মহান আল্লাহ্পাকের পরমুখাপেক্ষীহীনতা সম্পর্কে যা বলা 
৮ তীর কোন কর্ম ও সিদ্ধান্তের বিরুদ্ধে কারও কোন বাদ-প্রতিবাদ . 

বা কোন কিছু জিজ্ঞাসা করবার সুযোগ নেই। 2254:46-4 064 
টান তত 
করেন এবং যাকে ইচ্ছা ভার মহান দরবার থেকে বিতাড়িত ও বহিষ্কৃত করেন। 
যাকে ইচ্ছা তিনি মাটির দুনিয়া থেকে সপ্তাকাশের উর্ধে উঠিয়ে নেন এবং যাকে 
ইচ্ছা সপ্তাকাশের উর্ধ্ব থেকে ধুলি-মলিন দুনিয়ায় নিক্ষিপ্ত করেন। 

২০০৭ ০4৯ (১৯ ৪ ৩৫ ০৫। যদি তোমরা বল $ এমনটি কেন হবেঃ 
তাহলে প্রদত্ত উত্তর হবে নিম্নরূপ ৪ 45654451340 44১ 98১ এটা 
আল্লাহ্র মহা অনুগ্ধহ--_যাকে ইচ্ছা তিনি তা দান করেন। 

কার এতখানি সাহস যে, আল্লাহ্‌ পাককে এটা বলতে পারে, কেন তুমি 
অমুককে এত ধন-দৌলত দিলে আর অমুককে দিলে না? যেমন একজন 
বাদশাহ একজনকে ওযারতী তথা মন্ত্রিত্রে পদ দিয়ে ধন্য করেন আর 
অন্যজনকে দারোয়ানী কিংবা চাপরাশির পদে অধিষ্ঠিত করেন, ঠিক তেমনি 
মহান আল্লাহ্‌ পাক যখন কাউকে দীন ও ঈমানের সম্পদ দান করেন, তখন 
তাকে কখনো মন্দের হাত থেকে সরিয়ে নেন, আবার কখনো তাকে হীন ও 
নীচ, যালিম ও হারামখোর সম্প্রদায়ের ভেতর থেকে বের করে আনেন। কার 
এতখানি বুকের পাটা যে বলবে 5৫2 AIC ৪৫ 559A | 
অর্থাৎ এরাই কী সে সমস্ত লোক যাদেরকে আল্লাহ পাক অনুগৃহীত করেছেন: 
আমাদের মধ্য থেকে? হুকুম হচ্ছে যে, ফুযায়ল ইবন ‘আয়ায-সে ছিল 
ডাকু-তাকে আমার দরবারে নিয়ে এস ; আমি যে তাকেই চাই। বাল“আম 
- ৰাণ্উর, যে চার শো বছর পর্যন্ত মুসাল্লা (জায়নামায) থেকে এতটুকু সরে নি, 


মকামে কিবরিয়া ২২৫ 


তাকে আমার দরবার থেকে দূরে নিয়ে যাও; সে আমার দরবার থেকে 
- বহি্কৃত। আমি ওমরকে চাই, যে পুতুল পূজায় মত্ত ; আর ‘আযাযীল যে ' 
সাত হাযার বছর পর্যন্ত আমার ইবাদতে মশগুল, তাকে আমি চাই না। কার 
এতখানি সাহস যে বলবে, কেন এমনটি হ'ল? ' | 
যদি সেই মহান প্রভুর কৃপাদৃষ্টি একবার নিক্ষিপ্ত হয় তাহলে সব দোষ-ক্রটিই 
উপেক্ষণীয় ও বিজ্ঞোচিত, সব অপূর্ণতাই পূর্ণতা, বিশ্রী রপই সকল 
সৌন্দর্যের রআীকর। হে ভ্রাত! একমুষ্টি মাটিই তো ছিলে, ধিল্লতী ও অবজ্ঞেয় 
অবস্থায় পথিমধ্যে পড়েছিল, পায়ের তলায় লেগেছিলে। এরপর মহান 
কৃপানিধানের কক্ুণাদৃষ্টি পতিত হতেই ঘোষিত হ'ল ৪ ৮3 ৫5214 
48591 (আমি পৃথিবীর বুকে খলীফা হিসেবে পাঠাতে চাই) ।” 
এই পরমুখাপেক্ষীহীনতাকেই অন্য আর একটি চিঠিতে এভাবে বর্ণনা করা 
হয়েছে ঃ 
. উপদেশ ও শিক্ষালাভের জন্য সতকাঁকরণের চক্ষু উন্মোচন কর। আদম 
 (আ)-এর আক্ষেপ আর নূহ আ)-এর ফরিয়াদ শোন। ইবরাহীম খলীলুল্লাহ 
(আ)-এর ব্যর্থতা আর ইয়াকুব (আ)-এর মুসীবতের দাস্তান (ঘটনা) কান 
দিয়ে শোন। কুয়ার মধ্যে নিক্ষিপ্ত ইউসুফ (আ)-এর টাদ-মুখ দেখ, হযরত 
যাকারিয়া আ)-এর মাথার ওপর করাত এবং হযরত ইয়াহইয়া (আ)-এর 
গর্দানের ওপর রাখা তলোয়ারও গভীরভাবে অবলোকন কর। মুহাম্মাদুর 
রাসূলুল্লাহ্‌ (স)-এর হৃদয়ের জ্বালা এবং দিলের অস্থিরতা গভীরভাবে লক্ষ্য 
কর আর পড় 8. . 


_: “সেই পবিত্ৰ মহান সত্তা ব্যতীত আর সব কিছু ধাংসশীল (” 
5৮474 | 
লিখেন $ ডে | 
হে আমার ভ্রাত। ভালভাবে অনুধাবন কর। যে লোকমা (খাদ্যের খাস) 
শিকারী বাজপাখির জন্য তৈরি করা হয়েছে_একটি চড়ুই কিংবা অনুরূপ 
ক্ষুদ্রাতিক্ষুদ্র পাখীর পেটে কি করে তা ঢুকতে পারে? সেই লম্বা পোশাক যা | 
ভাগ্যবান ও সম্পদশালী. লোকের শরীরের পরিমাপ অনুযায়ী সেলাই করা 
হয়েছে__তা আমাদের মত নগণ্য ছোটখাট আকৃতির লোকের জন্য কি করে 
উপযোগী হতে পারে? 8৮১৫ 


২২৬ সংগ্রামী সাধকদের ইতিহাস 


কিছুমাত্র বিলম্ব হয় না। একথা যেখানে ভয়েরও বটে-_সেখানে তা অত্যত 

আশাব্যঞ্জক ও উত্তসাহ-উদ্দীপকও বটে | 

তিনি আরও বলেন ৪ | : 
: এই মহামূল্যবান সম্পদ লাভ আল্লাহ্‌র বিশেষ অনুগ্রহের ওপর নির্ভরণীল। 
এটা কোন দাবি বা অধিকারের বিষয় নয়। সেই মহান আল্লাহ্‌র কলম! 
ব্যাপারটা যদি দাবি কিংবা অধিকারের সঙ্গে সম্পর্কিত হ'ত, তাহলে আসার. 
ও তোমাদের ভাগ্যে একটি বিন্দু পরিমাণও জুটত না। কিছু কার্যকারণ 

| সম্পর্ক এর মাঝ থেকে উঠিয়ে নেয়া হয়েছে। এমন কি এখন যেভাবে 
একজন পবিত্র আত্মাও এই সম্পদের প্রত্যাশী, ঠিক তেমনি বাক-সর্বস্ব ও 
নাপাক হাযারো নগণ্য জিনিসও এর প্রত্যাশী । যে আবর্জনা ও ভন্মন্তূপ 
পরিণত হতে পারে। অবশ্য আল্লাহ্‌ পাক তীর মহা-হিকমত-এর জন্য কিছু 
কার্বকারণও নিধারিত করে রেখেছেন। . : 

. অপর একটি চিঠিতে এই বিষয়টি এভাবে বলা হয়েছে 8 
কার্ষকারণবিহীন অনুগ্রহ একজনকে অনুগৃহীত করে-আর কার্যকারণবিহীন 
ইনসাফ ও সুবিচার অন্যকে গলিয়ে দেয়। “ওমর রো)-কে মূর্তিঘর থেকে 
বের করে এনে মকবৃল বান্দা হিসেবে গড়ে তোলা হর-আর ‘আবদুল্লাহ ইবন 
উবাইকে মসজিদেও অপমানিত ও লাঞ্ছিত থাকতে হয়। 

অন্যত্র বলেছেন ৪ | 
স্বীয় কৃপা ও মেহেরবাণীতে একজন পাপীকে তিনি ডেকে পাঠান যেন তাকে 
স্বীয় অপার ক্ষমা ও কৃপাসিন্ধুতে অবগাহন করিয়ে নিতে পারেন, করুণা ও 
কৃপার পবিত্রতা যেন হৃদর-মন থেকে জাহির হয়। ভার কহর ও গর 
কখনো কোন পবিত্র বান্দাকেও ডেকে পাঠায় যেন তাকে ঘৃণিত ও পরিত্যক্ত 
মসিলিগ্ ধোয়া দিয়ে তার চেহারাকে কালিমামস্তিত করতে পারেন। উদ্দেশ্য 
এই যে, সেই মহাশক্তিধর রাজাধির যিনি সর্বপ্রকার কার্যকারণমুক্ত, তা 
প্রমাণিত হয়ে যায়। কখনো তিনি কোন হতভাগ্যের অঞ্চল প্রদেশ থেকে 
কোন নবীকে বের করে আনেন, আবার কখনো নবীর আঁচলের তলা থেকে 
কোন হতভাগ্যের জন্ম দেন। কখনো কোন কুকুরকে টেনে এনে আওলিয়ার 


সকামে কিবরিয়া ২২৭ 
সারিতে দীড় করান। কিন্তু যখন তিনি কাউকে কবুল করে নেন তখন তাকে 
আর ছুঁড়ে ফেলে দেন না, আবার কাউকে পরিত্যক্ত ও বাতিল বলে ঘোষণা 
_ করলে অতঃপর কোন কিছুর বিনিময়েই আর তাকে কবুল করেন না। | 

অপর একটি চিঠিতে লিখেন $ | 
চোখের নজর নিবদ্ধ রাখতে হবে ‘কুদরত’ (আল্লাহ পাক) ও “ফযল' 
[ও (অনুগহ)-এর ওপর যদি চান তবে হাযারো গির্জা ও পূজার ঘরকে তিনি 
কা'ৰায় ও বায়তুল মুকাদ্দাসে পরিণত করতে পারেন এবং হাযার হাযার 
নাফরমান পাপী ও গুনাহ্‌গারকে আল্লাহ্‌র ‘হাবীব’ ও আল্লাহ্র 'খলীল? (বন্ধু) 
খেতার দিতে পারেন। এর মাঝে কোন কার্যকারণ সম্পর্ক নেই। যদি তিনি 
চান এক মুহুর্তে হাযার হাযার কাফিরকে মু'মিন বানিয়ে দিতে পারেন, 
_হাষারো মুশরিক ও পুতুল পূজারীকে তওহীদবাদীতে রূপান্তরিত করতে 
পারেন, আর এর জন্য তার কোন অবকাশের দরকার নেই। হাযার হাযার 
অভিশপগ্তকে অনুগহপ্রাপ্ত এবং হাযার হাযার পানশালাকে তিনি সমান্তরাল 
রাস্তায় মিশিয়ে দিতে পারেন । এ ব্যাপারে কারও কোনরূপ উচ্চবাচ্য করারও 
অবকাশ নেই। 

অপর এক পত্রে তিনি বলেন ৪ 
যা ইচ্ছা তাই তিনি করেন। কারও ধ্বংসের পরওয়া যেমন তীর নেই, তেমনি 
নেই কারও নাজাতের পরওয়াও। একজন উন্মুক্ত প্রান্তরে পিপাসায় জীবন | 
দিচ্ছে আর বলছে যে, দুনিয়ার বুকে পানির এত নহর বয়ে চলেছে, অথচ 
আমি এখানে পানি বিহনে জীবন দিতে চলেছি! গায়েব থেকে আওয়াজ 
ভেসে আসে, হাযারো সিদ্দীক (সত্যবাদী ও বিশ্বস্ত বান্দাহ্‌)-কে আমি 
ভয়ংকর জঙ্গলে নিয়ে আসি এবং তাদেরকে আমার ইচ্ছাশক্তির তেগ ও 
চক্ষু, চোয়াল ও মাথার খুলি (অর্থাৎ শবদেহ) থেকে নিজেদের রযী সংগ্রহ 
করতে পারে। যদি কোন অভিযোগকারী অভিযোগের ভাষা মুখ দিয়ে 
উচ্চারণ করতে চায়, তখন আমি এই কথা বলে তার মুখ বন্ধ করে দেই যে, 
11221626459 অর্থাৎ পক্ষীকূলও আমার আর সিদ্দীকও আমারই; 
মাঝে তোমরা প্রশ্ন উঠাবার কে?” 


শী শা 


১. ৫৬ নং মাকতৃব। 


২২৮ সংগ্রামী সাধকদের ইতিহাস 


অন্য এক পত্রে তিনি বলেছেন: ৪ 
রিড পরও তার সঙ্গে কী 

ব্যবহার করা হবে। দু'ধরনের ব্যবহারের সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া 

যায় না। 
দু খরলের তোল এবং মন) ব্যবহার সম্পর্কিত ঘটনার নেগনার কাহিনী 
তিনি এমন প্রভাব সৃষ্টিকারী পত্রে লিখেছেন যে, তা পড়বার পর মানুষের 
রক্ত পানি হয়ে যায়। 
ভাই আমার! রাস্তা নিরাপদ নয়, অথচ মনযিলও বহু দূরে । আমার কাম্য 
অসীম, শরীর দুর্বল, দিল অসহায়, অন্তর ‘আশিক আর মস্তক বাসনাপূর্ণ। 

_ কত চেহারাই না আছে যেসব কবরের ভেতর কিবলার দিক থেকে ঘুরিয়ে 
দেওয়া হয়, কত পরিচিত আপনজনই রয়েছে যাকে প্রথম রাত্রিতেই 
অপরিচিত করে দেওয়া হয়। কত ব্যক্তি আছে যাদেরকে বলা হয় ঃ বাসর 
রাতের ঘুম ঘুমাও__ আর অন্যকে বলা হয় অলক্ষুণে ঘুম ঘুমাও । কখনো বা 
এমনভাবে পরিত্যাগ করেন যে, কোনরূপ আনুগত্যের বিনিময়েই আর 
ফিরিয়ে নেন না। 

ৃ এ ১৬১৩ 4১০০৯] 443730210055914-028 71 ০৭ 
পরম সৃষ্টার সঙ্গে মিলিত হবার যোগ্যতা যে রাখে না, তার প্রতিটি সৎকর্ম ও 
সদাশয়তাই গুনাহরূপে বিবেচিত হয়। 
আর কখনো বা এমনি কবুল করেন যে অতঃপর কোন ' অন্যায় ও 

- অবাধ্যতারই আর পরওয়া করেন না। 

45০05 ডিস ALS I ৪ 
র ১৪৩ ০10 ls SL ০ 
তার মুখমগ্ডলে সুপারিশকারী আলামত বিদ্যমান! তিনি হৃদয় থেকে পাপের 
কালিমারাশি বিদুরিত করেন এবং ওযর কবুল করেন। 
খলীলুল্লাহ্‌ হযরত ইবরাহীম (আ)-কে পুতুল ঘর থেকে বের হতে. দেখ আর 

৩৫ 59 £2411 ৫১১4 (যিনি মৃতের থেকে জীবিত বের করেন) পড়; 
নুহ (আ)-এর ঘর থেকে কিন'আনকে বেরিয়ে আসতে দেখ আর ৫১: 

| ০০৮০ €2 (যিনি জীবিতের থেকে মৃত্যু দান করেন) স্মরণ কর। 
আঁদম (আ)-এঁর ছবিকে এমনই স্থায়িত্ব দান করলেন যে, পদস্বলনের '' 


মকামে কিবরিয়া ২২৯ 
ক্ষতিও তা মুছে ফেলতে পারে নি; আর ইবলীসকে সন্ধির স্বরবর্ণের ন্যায় 
এমনি মুছে দিলেন যে, বিরাট আনুগত্যের হকও তাকে কোন ফায়দা 
পৌছাতে পারে নি। যেমন কারুর জন্য (৪১১:১11+%1 ছমানদার ও 
সতবকর্মশীলদের জন্য সুসংবাদ)-এর সংবাদ, তেমনি- আল্লাহ্র দরবার থেকে 
বহিষ্কৃতদের জন্য £2 Ll BG cl পোপীদের জন্য আজ 
কোনই সুসংবাদ নেই)-এর ঘোষণা। যেমনি কোথাও ৪72 
নিশো 2৪ 52192332 তোদের চেহারায় লিজার দাগ টিহিত 
দেখবে) আছে, তেমনি- ££ £ (2০5 ০৯:১৯: 4543 পোগীরা তাদের 
ভিত তল 

অন্য আর এক চিঠিতে তিনি বলেন 8 
শাহানশাহ মহারাজাধিরাজ-এর গুণাবলী ও কার্যকলাপ, সৌন্দর্য ও গৌরব- 
মহিমা, পরাক্রম ও ক্ষমাশীলতা দু'টোই নিজ নিজ কাজ করে যায় আর এ 
দু'টো গুণই আপন কর্মের ক্ষেত্রে স্বাধীন এবং সৃষ্টি জগতে এটা এমনি ব্যয় 
হয় যে, ঈমানদারের জন্য ভয় ও প্রত্যাশার মাঝখানে অবস্থান করা ভিন্ন 
গত্যন্তর নেই। a 
এক স্থানে আল্লাহ পাকের পবিত্র সত্তার মর্যাদা $44 শে &4£ তিনি যা 
ইচ্ছা তাই করেন)-এর ব্যাখ্যা করতেও তার উদাহরণ দিতে গিয়ে লিখেছেন £ 
কখনো করুণাময় সত্তা কার্যকারণহীনভাবে বলেন যে, ভেতরে এসে যাও ; 
- এখানে কুকুরের পায়ের আশপাশকেও বন্ধুর চোখের তুতিয়া বানাই এবং 
৬৫0 SAG Ee ULE বলে কিয়ামত পর্যন্ত সময়ের জন্য 
কুকুরের মর্ধাদা বাড়িয়ে দেই। আবার কখনো আন্মাহ্‌র ভয়াবহ ও 
পরাক্রমশালী সত্তা কার্য-কারণহীনভাবে আওয়াজ দেন যে, খবরদার! 
সাবধান! এখানে ফিরিশতাকুলের শিক্ষক (“আযাধীল)-এর মস্তক থেকে -যে 
সাত লক্ষ বছর আল্লাহ্‌র মহান দরবারে ই'তিকাফরত ছিল, শাহী পোশাক 
খসিয়ে ৫৫ 41314 515 জোর তোর ওপর আমার লা'নত ও 
অভিসম্পাত)-এর কলংক কপালে লাগিয়ে দেন। কখনো ওমরকে-যে ছিল 
অপরিচিত, মূর্তির সামনে থেকে হটিয়ে নিজের কাছে ডেকে এনে বলেন, 


১. এখানে আসহাবে কাহফের কুকুরের মর্যাদার প্রতি ইঙ্গিত করা হয়েছে। 


২৩০ 


মহা 


সংগ্রামী সাধকদের ইতিহাস 

এ তা আজ Ad ily ol fl Sit Ll (হে ‘ওমর!) আমি 
তোমার, তুমি চাও আর নাই চাও; আর তুমি আমার, তুমি চাও আর নাই 
চাও এবং বাল'আম বাউরের-যে ছিল নিকট ও পরিচিতজন, ইসমে আ'ঘম- - 
এর মহামূল্যবান খেলাত দ্বারা যাকে ভূষিত করা হয়েছিল-মসজিদ থেকে 
বাইরে টেনে এনে কুকুরের লম্বা সারিতে বেঁধে দেওয়া হয় এবং বলা হয় 

মত হয়ে গেছে। যদি তুমি তাদের ওপর হামলা কর তাহলে তারা জিত বের 
করে হীপায়, আর যদি তাদের নিজেদের অবস্থার ওপর ছেড়ে দেওয়া হয়, 
তবুও তারা হীপায়) ৷ কখনো শত সহস্র প্রকারের বালা-মুসীবত ও দুর্যোগ- 
তকলীফের নির্মম চাকা সেই মহান সত্তার সন্ধান-ভিখারীদের অতৃপ্ত হৃদয়- 
মনের ওপর দিয়ে চালিয়ে দেন, আবার কখনো কখনো হাঁযার হাযার বিরাট 
পবিত্র ও মর্যাদামন্তিত স্থানের অধিবাসীদেরকে (অর্থাৎ ফিরিশতাদেরকে) 
তার অত্যর্থনায় পাঠিয়ে দেন এবং অত্যন্ত মেহেরবানী ও হৃদয়গ্রাহিতার সঙ্গে 
তাকে নিজের কাছে ডেকে নেন। কখনো-বা পাহাড়সম গুনাহরাজিও মাফ 
করে দেন, আবার কখনো একটি সিকি পরিমাণও ছেড়ে দেন না। কখনো 
বেহেশতের সদর মকামে স্থান দেন, আবার কখনো এমনভাবে বাইরে 
নিক্ষেপ করেন যে, দরজার ওপর থাকতেও অনুমতি দেন না । এখানে জ্ঞান 
ও বুদ্ধি থাকে আনতপ্রায় আর পীর-মুরীদ দেওয়ালে অংকিত চিত্রের ন্যায় । 
এখানে চান এবং তাই ফয়সালা করেন যা তিনি ইচ্ছা করেন)-এর 


বহিঃপ্রকাশ । 
করুণা সিন্ধুর প্রবল উচ্ছাস 
যিনি পরমুখাপেক্ষী নন ও যিনি সকল অভাবমুক্ত-সেই মহান আল্লাহ্‌র শান, 


তীর সাধারণ ইচ্ছাশক্তি, কুদরতে কামিলা, প্রবল প্রতাপ ও পরাক্রমশীলতা 
"সম্পর্কে ওপরে যে সব উদ্ধৃতি দেওয়া হয়েছে, সব অধ্যয়ন করবার পর মানুষের 
ওপর একটি ভীতিকর অবস্থার সঞ্চার হয় এবং এটা কিছুমাত্র আশ্চর্য নয় যে, 
একজন একনিষ্ঠ ও দৃঢ়-বিশ্বাসী ব্যক্তির যবান থেকে, যাকে আল্লাহ্‌ পাক লেখনী 
ও তাৎপর্য বিশ্লেষণ শক্তির পুরোটাই দান করেছেন, পাঠকের ওপর নিরাশার 

আবহওয়া বিরাজ করতে পারে. আর এটা আল্লাহ্‌র অভিপ্রেত নয়) ৷ উলামায়ে 
রব্বানী এবং নায়েবে রাসূল ও নবীগণ সুসবংবাদদানকারী ও ভীতি প্রদর্শনকারী 


মকামে কিবরিয়া ২৩১ 
থেকে নিরাশ করেন না, বরং তাদের উৎসাহ ও মনোবল বাড়িয়ে থাকেন এবং 
"আমল. ও ক্রমাগত প্রচেষ্টা চালাতে উৎসাহিত করেন। .এটাই আব্বিয়া 
“'আলায়হিমুস-সালামকে দুনিয়ায় পাঠাবার এবং তীর নায়েবগণের দাওয়াত ও 
সকল চেষ্টা-সাধনার আসল লক্ষ্য ও উদ্দেশ্য। তাই গৌরব মহিমার সঙ্গে সৌন্দর্য 
এবং পরাক্রমশীলীতার সঙ্গে ক্ষমাশীলতার শানও তেমনি জোরের সাথে বর্ণনা 
করা হয়েছে । যেমন £ 


28% 205০3755 জর খর টা 
এবং $42 5 GEE 4755১ Sf 1854 Ll ৫445 ৫ J 
919৫0 5 Ls (1 td Sy ali 
(বল, হে আমার বান্দাহ সকল! যারা নিজেদের নফসের ওপর বাড়াবাড়ি 
করেছ, আমার রহমত থেকে নিরাশ হয়ো না।.নিশ্চয়ই আল্লাহু সকল 
গুনাহরাজিই মাফ করবেন। কেননা একমাত্র তিনিই ক্ষমাশীল, দয়ানু)-এর 
বিস্তারিত বিবরণ তেমনি অলংকার ও বাপ্মিতা প্রয়োগের মাধ্যমে তিনি 
দিয়েছেনঃ 
হে আমার ভ্রাত! আল্লাহ্‌ তা'আলার অপার করুণাসিন্ধুতে যখন কারামত ও 
মাণফিরাতের উত্তাল ঢেউ ওঠে তখন সমস্ত পদশ্বলন ও পাপরাশিই বিলীন 
- ও ধ্বংস হয়ে যায়, সব দোষ-ক্রুটিই বুদ্ধিমতায় পরিণত হয় । আর তা এজন্য 
যে, পদশ্বলন ও নাফরমানী ক্ষণস্থায়ী ও ধ্বংসশীল এবং আল্লাহ্‌র রহমত 
চিরভ্তন। ক্ষণস্থায়ী ও ধ্বংসশীল বস্তু চিরত্তন ও নিত্য বস্তুর মুকাবিলা কী 
রত দি বাবলা 
অন্যথায় আমাদের এই অস্তিত্বের এই কালিমাময়- পশমী কম্বল এবং 
আমাদের নাপাক মাটির এই বিন্দুর কী ক্ষমতা ছিল যে, রাজাধিরাজের 
বিস্তৃত আঁচলের ওপর কদম রাখে? কতই না পানশালার অধিবাসী মদ্যপায়ী 
মাতাল-যাদের চেহারার ওপর শয়তান কালি ঢেলে দিয়েছে এবং যাদের 
কিসমতের চারা প্রবৃত্তিজাত কামনা-বাসনার আবর্জনা স্তূপে গজিয়েছে, 
আকন্সিকভাবে প্রেরিত দূত এসে হাযির হয়েছেন আল্লাহ তা'আলার দরবার 
থেকে তার কবুলিয়তের বার্তা নিয়ে এবং বলছেন- তোমার সাথে আমার 
কিছু কথা বলার রয়েছে।১ . . 


১. ৫৬তম পত্র । 


২৩২ সংঘীমী সাধকদের ইতিহাস 
সাধারণ প্রতিদান দত 
হযরত মাখদুম মুনায়রী রে) চিঠির প্রাপকের উৎসাহ ও মনোবল বাড়িয়ে 
দেন, অবস্থার সংস্কার ও সংশোধন এবং আল্লাহর রহমতের এমনই আগ্রহ তার 
ভেতর জন্মিয়ে দেন যেন শাহী দস্তরখান তাকে নির্বাচিত করে রেখেছে এবং 
সারাটা দুনিয়াই তীর সাধারণ প্রতিদান ও পারিতোষিক আর রহমতের প্রবল 
জোয়ারে ভাসছে! এখানে কারুর বঞ্চিত হবার কোন প্রশ্নই নেই। কেননা এখানে 
খোদ প্রেমাম্পদই তার সন্ধানপ্রার্থী ও আকাজ্কী। অন্যথায় কোথায় এই যালিম, 
মুর্খ ও ধ্বংসশীল মানব- আর কোথায় সেই পবিত্র মহান সত্তা। 4৮৫ 4০2 
৫৫ তীর অনুরূপ আর কোন সত্তা নেই। | 
অনুগ্রহের দরোজা খোলা রয়েছে আর দস্তরখান সামনেই রয়েছে পাতা। 
জলদি কর এবং নিজেকে তার মধ্যে শামিল করে নাও! হে ভ্রাত। মানুষ কী 
করে মানুষকে চাইবে? কিন্তু অসীম সেই অনুথহের ভাগ্তার-তা প্রভুকে যেমন 
পরিত্যাগ করে না, তেমনি পরিত্যাগ করে না গোলামকেও। বিত্ত-সম্পদের 
মালিককে যেমন ছেড়ে দেয় না, তেমনি ছেড়ে দেয় না বিভ্তহীন ফকীরকেও ৷ 
যেমন সূর্য যখন তার উদয় পথে এসে দেখা দেয়, যদি সমস্ত দুনিয়াবাসী 
সাহসে কোমর বাধে যে, তার উজ্জ্বল নূরের একটি বিন্দু পরিমাণও সে হাতে 
উঠিয়ে নেবে, তাতে সে সক্ষম হবে না। কিন্তু সে স্বয়ং স্বীয় বদান্যতা ও 
অনুগ্রহ বিতরণের সাধারণ নীতি অনুসারে যেমন করে শাহী-প্রাসাদ ও 
আতীর-উমারার বাসগৃহের উপর চমক সৃষ্টি করে, তেমনি গরীব ও অসহায় 
লোকদের দুঃখের কুঁড়ে ঘরকেও আলোক-উদ্ভাসিত করে. তোলে । তুমি পানি 
ও মাটির দিকে দৃষ্টি নিক্ষেপ কর না, সেই সম্পদ ও সৌভাগ্যের দিকে 
তাকাও, তাকাও 454549%4£2% (আল্লাহ্‌ তাদেরকে ভালবাসেন আর 


তারাও আল্লাহুকে ভালবাসে)-এর নির্দেশের প্রতি। এক জায়গায় বলেন £ 
(4181 25 20 (আল্লাহ ঈমানদারগণের বন্ধু), আবার অন্যত্র 
বলেন +৫4 £204. (আর তাদের ‘রব’ তাদেরকে পান করান)। 
আল্লাহর মুকার্রাব ফিরিশতাগণও এই ‘ইয্যত ও খেলাত লাভে সক্ষম হয়নি 
ঘা তোমরা হাসিল করেছ! ফেরেশতাকুল মুকার্রাব (নৈকট্যপ্রাপ্ত) ও নিষ্পাপ, 
পাক ও পবিত্র, নিত্য তসবীহ পাঠকারী ও পবিত্রতা ঘোষণাকারী এবং বিরাট 


রূহানী শক্তিসম্পন্ন; কিছু পানি ও ফুলের ব্যাপারই আলাদা । 


মকামে কিবরিয়া ll ২৩৩ 
দয়ালু সমালোচক 
ৃ NE গ্রহ ET : 
প্রতিকারের উপায় ও সমালোচনার ভিত্তিতে তিনি বড় বড় পাপে লিপ্তদেরকে 
দাওয়াত দেন যেন তারা আল্লাহূর সান্নিধ্যে ও নৈকট্যে ফিরে আসে এবং খাটি ' 
অন্তরে তওবাহ করে স্বীয় কিসমত (ভাগ্য) ও স্বীয় হাকীকতের ভেতর বৃহৎ থেকে 
' বৃহত্তর পরিবর্তন ঘটিয়ে নেয়। তিনি এই সুযোগে গুনাহগারদের এবং এঁসব 
মুল্যহীন বস্তুকে স্মরণ করিয়ে দেন যাদের ও. যেসবের দেখতে দেখতে ভাগ্যই 
পাল্টে গেছে এবং মূল্যহীন বস্তুও অমূল্য বস্তুতে পরিণত হয়েছে গুনাহ্‌র মাত্রা ও 
পরিমাণ যত বেশিই হোক না কেন, আল্লাহ্‌র রহমত তার থেকেও অনেক বেশি 
বিস্তৃত, ব্যাপক, শক্তিশালী ও বিজয়ী। সওদাকৃত বস্তু যতই দোষক্ৰটি ও খুঁতযুক্ত 
' হোক না কেন, যখন কট্টর সমালোচক খরিদ্দার তা খরিদ করে নিয়েছে, তখন 
আর তাতে দোষ কী থাকে আর কারইবা এত স্পর্ধা যে, তার ভেতর থেকেও 
দোষক্রটি খুঁজে বের করে? 
তিনি বলেন ঃ 
ভিন হাব হা বত তওবার আঁচল আঁকড়ে 
ধর এবং আল্লাহ্‌র রহমতের প্রতি আশাবাদী হয়ে যাও। কেননা তুমি 
ফিরাউনের দরবারের যাদুকরদের থেকে নিশ্চয়ই অধিক পাপী নও আর 
আসহাবে কাহ্‌ফের কুকুরের চেয়ে বেশী ময়লা ও অপবিভ্রও নও । তুর পাহ- 
27755789844 


হান্নানা* থেকে নিলি মুহাইগ তুমি যত 


" তওবার ভা'ছীর . 
তওবাহ দ্বারা মানুষের অবস্থার পরিবর্তন এবং তার তরক্বী ও কামালিয়াত 
হাসিল হয়ে. থাকে । তওবার অবস্থা ও তার শর্তাবলী বর্ণনা করতে গিয়ে তিনি 
লিখেছেন ঃ | 
১. “উসতুনে হান্নানা' মসজিদে নববীর সেই খুঁটি খার ওপর ঠেস দিয়ে দাড়িয়ে রসূল (স) খুতবাহ' 
দিতেন। মিম্বরে নববী নির্মিত হবার পর তার ওপর দীড়িয়ে খুতবাহ্‌ দিলে বিচ্ছেদ ব্যথায় তার থেকে 
অস্ফুট স্বরে কান্নার আওয়াজ পাওয়া গিয়েছিল। 


২৩৪ সংগ্রামী সাধকদের ইতিহাস 


এক প্রকারের তওবাহ এভাবে হয় যে, মুরীদ ভাতে অনুতপ্ত হয়। এই 
তওবাকে “গরদিশ' (আবর্তন, বিবর্তন ও ঘূর্ণন) বলা হয় অর্থাৎ আবর্জনা ও 
পাপ-পংকিলতার অবস্থা থেকে পবিত্র অবস্থায় সে পরিবর্তিত হয়ে গেল ৷ 
গির্জা ছিল-মসজিদে রূপান্তরিত হল। পুতুল পূজার ঘর ছিল-“ইবাদতখানায় 
পরিণত হল। বিদ্রোহী ও অবাধ্য ছিল, মানুষ হয়ে গেল। মাটি ছিল-সোনায় 
পরিণত হুল। ছিল অন্ধকার রাত্রি, দিবালোকের ন্যায় উদ্ভাসিত হয়ে উঠল। 
- সেই মুহুর্তে ঈমানদারের হৃদয়-মানসে প্রদীপ্ত সূর্য উদিত হয় এবং ইসলাম 
আপন সৌন্দর্য তুলে ধরে এবং সে (তওবাকারী) মারিফতের রাস্তা খুঁজে 
পায়। 


অষ্টম অধ্যায় 
মানবতার সম্মান ও মর্যাদা 


একটি বিপ্রুবাত্মক দাওয়াত ও 
কোন গ্রন্থের সর্বাপেক্ষা প্রভাব সৃষ্টিকারী অংশের একটি অংশ সেটাই 
মানুষের মর্যাদা ও মকাম, মানষের অন্তঃকরণের উচ্চতা ও প্রশত্ততা, তার | 
যোগ্যতা ও তরন্ধীর সম্ভাবনা এবং মুহববতের কদর ও মূল্য তুলে ধরা হয়। . 

এ বিষয়ে কবিতায় হাকীম সানাঈ রে), খাজা ফরীদুদ্দীন ‘আত্তার রে) এবং 
মাওলানা রম (র) অনেক কিছু বলেছেন। কিন্তু গদ্যে হযরত মাখদৃমুল মুলক 
বিহারী রে)-এর “মকতুবাত' €চিঠিপত্রাদি) থেকে অধিকতর শক্তিশালী, 
অলংকারপূর্ণ ও প্রভাবশালী কোন লেখা আজও আমার নজরে পড়েনি। এগুলি 
উর্ধ্রণণতি এবং সেই চূড়ান্ত কামালিয়াতের স্তর পর্যন্ত পৌছুবার একটা তীব্র 
আকাঙঙ্ষার সৃষ্টি হয় যা একমাত্র মানুষের জন্যই নির্ধারিত এবং সেই হতাশা ও 
. নিরাশা, স্বল্প মনোবল ও অনাস্থা, উদাসীনতা ও লজ্জাশীলতা, বিদূরিত হয় যা 
কতক অদূরদর্শী ও মোটা বুদ্ধির প্চারকরা সৃষ্টি করে দিয়েছিল এবং যার পরিণ- 
তিতে মানবতা উলঙ্গ-অনাবৃত ও সংশোধনের অযোগ্য একটি স্বাভাবিক ক্রটি 
: এবং ক্ষতিপূরণের অতীত একটি বিচ্যুতি ও অপরাধে পরিণত হয়ে গিয়েছিল এবং 
গুহা ও প্রাচীর গাত্র থেকে এই আওয়াজই আসতে শুরু করেছিল ১১ 4১১১ 
০১5 <৪ ০1৪; 3 (তোমার অস্তিতুই একটি পাপ যার সমকক্ষ পাপ আর 
একটিও নেই) এবং এটাই বুঝানো হচ্ছিল যে, মানুষের উন্নতির পথে খোদ 
মানবতা সর্বাপেক্ষা বড় প্রতিবন্ধক ও একটি দুস্তর বাধা যাকে রাস্তা থেকে হটানো 
মানুষের জন্য সর্বাধিক জরুরী ।:মানুষ নিজেকে ফিরিশতাদের ঈর্ষা ও সিজদার 
পাত্র হিসেবে মনে করার পরিবর্তে ফিরিশতাদের ঈর্ষা করতে শুরু করেছিল এবং 
জড় প্রকৃতি ও মানবীয় বৈশিষ্ট্যসমূহ থেকে মুখ ফিরিয়ে ও বিদ্রোহ ঘোষণা করে 
নিজের অভ্যন্তরে ফিরিশতাদের গুণাবলী সৃষ্টি এবং তাদের (ফিরিশতাদের 
তকলীদ অন্ধ অনুকরণ) করার খাহিশমন্দ হয়ে পড়েছিল। 


২৩৬ স্থামী সাধকদের ইতিহাস 

এরূপ পরিবেশে হযরত শায়খ শরফুদ্দীন ইয়াহ্‌ইয়া মুনায়রী রে) একটি 
অচেনা আওয়াজ উঠালেন এবং এরূপ উৎসাহ-উদ্দীপনা সহকারে ও 
অলংকারিকভাবে মানবতার সমুন্নত, মানুষের উচ্চ মর্যাদা ও প্রেমময়তা এবং 
পুনরাবৃত্তি করলেন এবং বিভিন্ন কায়দা-কানূন ও প্রথা-পদ্ধতিতে একে বর্ণনা 
করলেন যে, যদি সেগুলি এক জায়গায় জমা করা হয় তাহলে এ বিষয়ে এমন 
একটি সাহিত্য ভাণ্ডার গড়ে উঠবে যা পড়ে মানুষের মন উৎসাহ-উদ্দীপনা ও . 
উত্তেজনার প্রাবল্যে পরিপূর্ণ হয়ে যাবে এবং মানুষের বিমর্ষ অন্তঃকরণে ও 
মৃতপ্রায় দেহে নবজীবনের সঞ্চার হবে আর স্বীয় মানবতা ও মনুষ্যত্বের জন্য সে 
গর্ববোধ করবে । 


ষ্টার বিশেষ দৃষ্টি 

এক পত্রে তিনি লিখেছেন যে, অস্তিত্ব ও সৃষ্ট বস্তুর সংখ্যা তো অনেকই ছিল 
এবং একটি অপেক্ষা অন্যটি শ্রেষ্ঠ; কিনতু প্রেমাম্পদতা ও খিলাফতের গর্বপূর্ণ 
খেলাত দুর্বলভাবে সৃষ্ট মানুষের দেহ-কাঠামোতেই যেন যথাযথ মানাচ্ছিল। মানুষ 
নিশ্চয়ই ফিরিশতাদের মত ‘মাসুম’ (নিষ্পাপ) ছিল না। তার পক্ষে গুনাহ্‌তে লিগ 
হওয়া কিংবা তার থেকে কোন অন্যায় ঘটে যাওয়াও বিচিত্র কিছু নয়। কিন্তু সৃষ্টি 
জগতের মহান ত্রষ্টার কৃপাদৃষ্টি সব কিছুই শুধরে নেবার জন্য যথেষ্ট এবং এটা 
সেই 'পাসঙ্গ' পোথর যা দীড়ি-পাল্সার উভয় দিক ঠিক রাখার জন্য দেওয়া হয়) যা 
পাল্লার যে দিকেই রাখা হবে সে দিকই নিঃসন্দেহে ভারী হবে এবং ঝুঁকে যাবে! 
' তিনি বলেন £ 
অন্তিতৃমান ও সৃষ্ট বস্তুর সংখ্যা তো বেশুমার, কিন্তু কোন অস্তিত্বশীল বন্তুর 
সঙ্গেই সেই কায়কারবার ছিল না, যা ছিল পানি-মাটি মিশ্রিত এই 
জড়পিগুটির সঙ্গে। যখন তিনি চাইলেন অর্থাৎ আল্লাহ রাব্বুল 'ইয্যতের 
যখন মঞ্জুর হল যে, মাটির এই জড়পিগুটিকে অস্তিত্ময় রূপ দান করবেন 
এবং খিলাফতের মহান. দায়িত্বে সমাসীন করবেন, উর্ধ্বজগতের 
ফিরিশতাকুল তখন সমস্বরে আরয করল, “আপনি যমীনের বুকে এমন 
করবে!” মেহেরবান চিরন্তন সত্তা জবাব দিলেন, ==! ৮৯ = 
5১9০ অর্থাৎ প্রেম কোনরূপ পরামর্শের অপেক্ষা রাখে না, আর ইশ্ক ও 
তদবীরও একত্র হয় না। তোমাদের তসবীহ্‌ ও তাহলীলের কী মুল্য যদি তা 


মানবতার সম্মান ও মর্যাদা ২৩৭ 


আমার দরবারে কবুল না হয়! আর সে সব গুনাহেই বা কী ক্ষতি যদি আমার 
গৌরব-মহিমা ও অনুগ্রহ বিতরণকারী ক্ষমা ও মার্জনার পরশ তার উপর হস্ত 
বুলিয়ে দেয়। 


Aor A ৮০ 7 wos 


Lie ০4 4449 / 


“অতঃপর ওঁ সব লোকদের পাপরাশিকে আল্লাহ পাক সুর পুণ্যরাজিতে 

পরিবর্তিত করে দেবেন।” তবে হ্যা! তোমরা চিরদিনই সোজা-সরল রাস্তায় 

চলতে অভ্যস্ত আর তারা চলবে চতুর্দিকে ৷ কিন্তু যখন আমরা তাদেরকে 

চাইলাম তখন রহমতের ফরাশ তাঁদের জন্য বিছিয়ে দিলাম । যদি গুনাহ 

তাদের কপালে কোন কলংক রেখা এঁকে দেয়, তাহলে আমার মেহ্রেবানী 

তা মুছে. দেবে। তুমি শুধু দেখছ যে, বিভিন্ন কার্যকলাপে আমি তাদের 

কাম্য । কিন্তু এটা দেখছ না যে, সুহবনতের ব্যাপারেও সে মানুষ) আমার 

প্রার্থিত ও কাম্য। কোন কবি কী সুন্দরই না বলেছেনঃ 

০৯1৪ Ad 5] ll ll 
2286 ML alas ela. 

অর্থাৎ “আমার 'হাবীব্‌* (প্রেমিক, বন্ধু) যখন একটি গুনাহ করে, তখন তার 
সৌন্দর্য ও গুণাবলী হাষারো সুপরিশপত্র নিয়ে হাযির হয়।” 

অন্য এক স্থানে মানুষের প্রেমময়তা ও বিশেষভ্র বর্ণনা দিতে গিয়ে 
মুহববতের সঙ্গে অন্য মাখলুকাতের কোন যোগসূত্র ছিল না? কেননা তাদের 
সাহসিকতা ও হিম্মত উন্নত ছিল না। ফিরিশতাদের কাজ-কর্মে তোমাদের 
: যে এঁক্য ও সামঞ্জস্য দৃষ্টিগোচর হয়, তা এই কারণেই যে, তারা প্রেমের 
বাণীর লক্ষ্যস্থল নয়! আর মানুষের রাস্তার মধ্যে যে উত্থান-পতন দৃষ্টিগোচর 
হয় তা এইজন্য যে, তাদের সঙ্গে মুহববতের ব্যাপার রয়েছে। অতএব যার 
স্রাণেন্দিয়ের শেষভাগ পর্যন্ত মুহববতের খোশরু পৌছেছে-তার উচিত শান্তি 
ও নিরাপত্তাকে সালাম জানানো এবং নিজেকে নিজ থেকে বিদায় দেওয়া । 
কেননা সুহববত কোন বন্তুরই পরওয়া করে না ।.আদম (আ)-এর কিসমত ও 
সৌভাগ্যের তারকা যখন উদিত হল, তখন সারা সৃষ্টি জগতে সৃষ্টি হল 
একটি উত্তাল তরঙ্গ । কথকরা বলল, এত হাযার বছরের তসবীহ ও 
তাহলীলকে উপেক্ষা করা হল আর মাটির পুত্তলি আদম (আ)-কে করা হল 


২৩৮ সংঘাসী সাধকদের ইতিহাস 

 অর্ধাদামজিত এবং আমাদের ওপর দেওয়া হল তাকে প্রাধান্য ও অধ্াধিকার। 
আওয়াজ ভেসে এল; তোমরা মাটির এই বহিরাদ দেখো না, সেই পবিত্র 
অমূল্য রতুটিকে দেখ যা তার অভ্যন্তরে গচ্ছিত রাখা হয়েছে 74১4 
46১৫8 মুহববতের জূলস্ত আগুন তাদের অন্করণে লাগানো হয়েছে।”৯ 
অপর এক পত্রে এই বৈশিষ্্যকে বর্ণনা করতে গিয়ে তিনি লিখেছেন ৪ 
আল্লাহপাক আঠারো হাযার ‘আলম পয়দা করেছেন। কিন্তু এসব মাধনুকা 
হৃদয়ের জ্বালা ও মুহ্ববতের বাণীর সঙ্গে সম্পর্কিত নয় এবং এর থেকে কোন 
, অংশও তারা লাভ করেনি। এই মুল্যবান সম্পদ একমাত্র মানুষের হিস্যায় 
এসেছে। অস্তিভূশীল বস্তুর অন্যান্য শ্রেণীর মধ্যে কারুর ভাগ্যেই এই 
. সৌভাগ্য লাভ ঘটেনি । 


হাসিলে-ওজুদ ৪ মানুষের অস্তিত্ব লাভ 
অপর আর এক চিঠিতে পানি ও মাটির 'কিসমত' (ভাগ্য) ও ‘ইয্যত 
(সম্মান)-এর কথা বলতে গিয়ে তিনি বলেছেন, 
“হে আমার ভ্রাত! মাটি-পানির সৌভাগ্য কিছুমাত্র কম নয় এবং আদম (আ) 
| ও আদম বংশধরের মরতবা কোন মামুলী ব্যাপার নয় । ‘আরশ-কুরসী, লওহ 
ও কলম, আসমান-যযীন সবই মানুষের বদৌলতেই। উত্তাদ আবু “আলী 
দাক্কাক রে) বলেন যে, আল্লাহ তা'আলা আদম (আ)- কে স্বীর খলীফা 
বলেছেন, হযরত ইব্রাহীম (আ)-কে খলীলুল্লাহ উপাধি দান করেছেন | 
%0442810 21 85 $এবং হযরত মূসা (আ)-এর শানে ইরশাদ 


রা শি 
পর হু ৫১৪৫৫ ৪ 
£ ৮ 


হয়েছে ৪ 55444204815 অর্থাৎ আমি তোমাকে আমার নিজের জন্য 


২ পার 
মনোনীত বেছি; আর সু'সিনদের সম্পর্কে বলা হচ্ছে ৪ 444042 


(আল্লাহ্‌ তাদের ভালবাসেন আর তারাও আল্লাহকে ভালবাসে) । লোকেরা 
বলেছে যে, যদি এই প্রেম ও সুহববতের বাণীর সঙ্গে দিলের কোন সম্পর্ক না 
থাকত তবে “দিল্*কে দিল্‌ বলার কোনই অধিকার থাকত না। আর 
সুহব্তের সূর্য যদি আদম (আ) এবং তীর বংশধরদের মনে-প্রাণে আলো ও 
কিরণ দান না করত, তবে আদম (আ)-এর ব্যাপারটাও অন্যান্য অস্তিত্বশীল 
বস্তুর মতই হত। 


১. ৪৬ দং পত্র। 


মানবতার সন্মান ও মর্যাদা ২৩৯ 

মানুষের উন্নত মর্যাদা ও তার বৈশিষ্ট্য সেই আমানতের বোঝা কীধে 
উঠাবারই পরিণতি, যা কবুল করতে আসমান-যমীন ও পাহাড়সমূহ বিনীতভাবে 
অক্ষমতা প্রকাশ করেছিল এবং এই যালিম ও জাহিল মানব তাকে আপন দুর্বল: 
কাধে উঠিয়ে নিয়েছিল । তার এই সহায়হীনতা কাজে লাগল । মাটির বিন্দু চিন্তা 
করল যে, যদি এই বিরাট ও মহান দায়িত্বের যথাযথ হক আদায়ে কোনরূপ অব- 
হেলা ও বিচ্যুতি ঘটে যায়, তবে তার কাছে এমন কীই বা আছে যা শোস্তিস্বরূপ) 


_ ছিনিয়ে নেওয়া হবে। 


পানি ও মাটির মরতবা অতি উচ্চ এবং তার হিম্মত অতি বৃহৎ। দারিদ্র্য, 

১ সম্পদহীনতা যদিও তার জড়পিণ্ডে অনুপ্রবিষ্ট, তবুও যখন 
' আমানতের প্রদীপ্ত ভাক্ষর আসমানের বুকে স্বীয় অস্তিত্বের প্রোজ্জ্বল ঘোষণা 
দিল, জগতের ফিরিশতাকুল- যারা সাত লক্ষ বছর ধরে আল্লাহ্পাকের 
তসবীহ ও পবিত্ৰতা গোষণার ফুল্পকাননে স্বীয় খোরাক সংগ্রহ করছিল এবং 
(02885 4554 ১০৫ (আমরা তোমার তসবীহ পাঠ করছি 
এবং আমরাই তোমার পবিত্রতা ঘোষণা করছি)-এর সরব ধ্বনি উচ্চারণ 
স্বীকৃতি দিল (524 0৫4৫5 ‘অতঃপর তারা দায়িত্ব ও কর্তব্যের 
- বোঝা বহন করতে অক্ষমতা প্রকাশ করল । আসমান বলল, আমার গুণ হল 
আমার উচ্চতা যমীন বলল, আমার খেলাত (পুরস্কার) হল আমার মাটিময় 
বিছানা; পাহাড় বলল, আমার পদ তো পাহারাদারী এবং এক পায়ের ওপর 
মহান সৃষ্টার নির্দেশের অপেক্ষায় দীড়িয়ে থাকা; ধন-সম্পদ তথা রত্বরাজি 
বলল, আমার সীমার মধ্যে যেন চুলও প্রবেশ না করতে পারে। এরপর 
নির্ভীক মাটির বিন্দুটি দারিদ্য ও অনটনের আস্তিন থেকে আবেদনের 
হাতখানি বের করল এবং দায়িত্ব ও কর্তব্যের মহান আমানতের বোঝাকে 
বুকে উঠিয়ে নিল। চিন্তা করল না ইহলোক-পরলোকের কোন বন্তুরই। সে. 
বলল, আমার কাছে আছেই বা কী যা ছিনিয়ে নেওয়া হবে। যখন কোন 
বস্তুকে হেয় ও লাঞ্ছিত করা হয় তখন তাকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া 
হয়। আমি মাটি, আমাকে কার সঙ্গে মেশানো হবে? সে পুরুষোচিত দৃপ্ত 
গদভঙ্গীতে সম্মুখে অগ্রসর হল এবং সেই বোঝা যা সপ্তাকাশ ও যমীন বহনে 
সাহসী হয়নি-হাসি-খুশির সঙ্গে উঠিয়ে নিল এবং “আরও অতিরিক্ত ও বেশি 
কিছু আছে কী'-এর সরব ধ্বনি উচ্চারণ করল ৷ 


১. ৪৯ নধর পত্র। 


২৪০ সংগ্রামী সাধকদের ইতিহাস 


মাটির ঢেলার সৌভাগ্য 
অন্য এক জায়গায় লিখেছেন ৪ “মুহববতের বাজপাখীর আদম (আ)-এর 
পবিত্র বক্ষ ব্যতিরেকে আর কোথাও নীড় মেলেনি । আসমানের উচ্চতা এবং 
| 'আরশ-কুরসীর বিশালতা পাড়ি দিয়ে সে প্রেমিকের হৃদয়কে স্বীয় বাসা 
বানিয়েছে। 
একই আলংকারিক ও কারুকার্যমণ্ডিত কলম দিয়ে তিনি লিখেছেন ৪ 
পানি ও মাটিকে কম (মূল্যের) মনে ভেবো না । যা কিছু কামালিয়াত পানি ও . 
মাটির ভেতরেই আছে এবং যা কিছুই দুনিয়ায় এসেছে, মাটি ও পানির 
' সঙ্গেই এসেছে। এ সব ভিন্ন আর যা কিছুই দৃষ্টিগোচর হয়, তা দেওয়াল চিত্র 
ছাড়া আর কিছুই নয় ।” 
অন্য এক স্থানে মানুষের মরতবা বর্ণনা করতে গিয়ে এবং তার অবস্থার 
ওপর. তার সার অনু ও কৃপা এবং মুহববতের মুহব্বতের দৃষ্টি বর্ণনা করতে গিয়ে 
লিখেছেন ঃ | 
হে রাত টার এই মাটি ও পানির সঙ্গে একটি বিশেষ লেনদেনের ব্যাপার 
এবং বিশেষ অনুগ্রহ রয়েছে। একটি বর্ণনায় এসেছে যে, যখন মালাকুল 
মওত এই উম্মতের কারও জান কবয করেন, তখন মহান মর্যাদার মালিক 
রাব্বুল ইযৃষত তাকে লক্ষ্য করে বলেন £ আগে তাকে আমার সালাম 
'পৌছাও, তার পরেই তার রূহ কবয কর। তুমি কুরআন মজীদে পড়ে 
থাকবে যে, কিয়ামতের দিন আল্লাহ্‌ পাক কোন প্রকার মধ্যস্থতা ছাড়াই 
মুমিনদের সালাম বলবেন - ০১৫ ৩৫১5 99 £54, অৰ্থাৎ সালাম! 
শাস্তি! দয়ালু প্রতিপালকের তরফ থেকে বাণী ৷ যেমনি লা-হাওলাহা 
ইন্লাল্লাহ,-তীর কালাম, চিরন্তন তীর সালামও তেমনি চিরন্তন । দি মাটির 
৮৮755 
তাকে সালামও করা হত না। 
আল্লাহ্‌র গুপ্ত-রহস্যের ধারক ও বাহক 
অপর এক চিঠিতে মানুষের শ্রেষ্ঠত্ব, তির 
মনোবলের পেছনের গোপন-রহস্য বর্ণনা করতে গিয়ে লিখেছেন ৪ | 
মানুষ আল্লাহ্‌র গুপ্ত রহস্যের অধিকারী এবং তাকে ০১১৫০5৫৪৫৬৫, 
(আর আমি ফুৎকার করলাম আমার রূহ)-এর সৌভাগ্য দ্বারা মণ্ডিত করা 
হয়েছে। রিসালত, আসমানী সহীফা এবং আল্লাহ্র দীদার লাভের ন্যায় 


মহামূল্যবান সম্পদ তারই বৈশিষ্ট্যাবলীর অন্তর্গত। 


মানবতার সম্মান ও মর্যাদা ২৪১ 


তিনি বলেন $ 
আল্লাহ তা'আলা আঠারো হাযার ‘আলমের মধ্যে কোন শ্রেণীকেই মানব 
শ্ৰেণী অপেক্ষা অধিকতর উচ্চ মনোবলসম্পন্ন করে পয়দা করেন নি এবং 
‘কোন শ্রেণী সম্পর্কেই ০55 ১ ৫০২৫৫ - এর ন্যায় ইরশাদ করেন নি, 
কোন শ্রেণীর মাঝেই বার্তাবাহক নবী প্রেরণ করেন নি, নাযিল করেন নি 
কারও প্রতি আসমানী কিতাব কিংবা কোন শ্রেণীকেই পাঠাননি সালাম ৷ স্বীয় 
দীদাররূপ মহামুল্যবান নে“মত দিয়েও তিনি কাউকে ধন্য করেন নি। 
একমাত্রই মানুষই তো ছিল, সে স্বীয় মুহববতের শক্তি ও উচ্চ মনোবলের 
কারণে বিচ্ছেদের জ্বালা বহনে সক্ষম নয়! দুনিয়ার মাঝে তার দিলের পর্দা 
উঠিয়ে নিয়েছেন আর পরিণাম দিবসে তার চোখ থেকে উঠিয়ে নেবেন পর্দা । 
এরই পরিণতিতে দুনিয়ার ভেতর সে তীকে ভিন্ন আর কারও নিকট প্রার্থী নয় 
এবং পরলোফে তীর সৌন্দর্য ভিন্ন তার চোখ কিছুই দেখেনি। এই সবক 
তারা মানবকুল 4145 3.2011 £14 (দৃষ্টিশক্তি আচ্ছন্ন হয় নাই এবং 
সে বিদ্রোহও করে নাই)-এর মকতবেই অধ্যয়ন করেছিল। - 
সিজদা ও ঈর্বার পাত্র 
অন্য এক জায়গায় মানুষের সেই মর্তবা বর্ণনা করতে গিয়ে, যার কারণে সে 
ফিরিশতাকুলের সিজদার এবং অন্যান্য তামাম সৃষ্টিকুলের ঈর্ষার পাত্রে পরিণত 
হয়েছিল, লিখেছেন ৪ 
হে আমার ভ্রাত! যে বস্তু তোমাকে ফিরিশতাদের সিজদার এবং অন্যান্য 
সৃষ্টিকুলের ঈর্ধার পাত্রে পরিণত করল তা খুবই বিরাট । মানুৰ স্বীয় মাটির 
অস্তিত্বে যতই ধূলি-ধূসরিত হোক না কেন, মৌলিক দিক দিয়ে এতখানি 
উজ্জ্বল, জ্যোতির্ময় ও পবিত্র যে, ফিরিশতাসুলভ' আছর এবং মানবীয় 
কল্পনাবৃত্তি তার হাকীকত উপলদ্ধি করতে অক্ষম ও দুর্বল। যখন এই অর্থের 
আলোকশিখা প্রোজ্লভাবে প্রতিভাত হয়ে ওঠে, তখন ফিরিশতাকুল হয়রান 
* এবং আসমান চিন্তাকুল হয়ে পড়ে । 
সতর্ক দিল্‌ 
চাহি রি রত রানার রাও 
কারণে- যাকে হৃদয় বলা হয় এবং হৃদয়ের কদর ও কীমত এবং জীবন ও 
জীবনীশক্তির মূল্য সেই রত্বের কারণে যাকে মুহব্বত বলে। দিল্‌ সম্পর্কে তিনি 
বলেন ঃ - 


সানী আক সা ৯০ 


২৪২ সংগ্রামী সাধকদের ইতিহাস 


আল্লাহ পাক ‘আরশ পয়দা করলেন আল্লাহ্‌র মুকাররবগণের নিকট সোপর্দ 
করলেন, বেহেশত পয়দা করলেন এবং রিদওয়ানকে তার পাহারাদারীর 
দায়িত্বে নিয়েজিত করলেন, দোযখ সৃষ্টি করলেন আর মালিককে তার 

দারোয়ান নিযুক্ত করলেন। কিন্তু মু'মিনের দিল যখন পয়দা করলেন, 
বজলেন-“দিল' রাহমানের (কুনরতের) দুই জনুদীর মাবখানে অবস্থিত । 


(১৯১০ lel ০৪ ওলি ১৪ করা)? 
অপর একটি পত্রে তিনি দিলের বিশালতা, প্রশস্ততা ও শক্তি সম্পর্কে বর্ণনা 
করতে গিয়ে লিখেছেন ঃ | 
যদি কোন বস্তু ‘দিল’ অপেক্ষা অধিকতর প্রিয় ও মূল্যবান হত তবে তিনি ' 
(আল্লাহ্‌) ভার মা'রিফতের মণি-মুক্তারূপ সম্পদ তার ভেতরই রাখতেন। 
আল্লাহ্‌ পাকের সেই নির্দেশের এটাই অর্থ যে ৪ 
০৭ A এন 0৫1৩ el Ys il SY 
৯1 
অর্থাৎ “আসমানে আমার স্থান সংকুলান হয় না, সংকুলান হয় না আমার স্থান 
যমীনেও; কিন্তু মু'মিন বান্দাহ্র অন্তরে আমার স্থান সংকুলান হয়।” আসমান 
আমার মা'রিফতের উপযুক্ত নয়, যমীনও এর উপযোগী নয়; একমাত্র মুমিন 
বান্দাহ্র “দিল'ই এই পর্বত প্রমাণ দায়িত্ব ও কর্তব্যের পবিত্র আমানতের 
বোঝা কাধে উঠিয়েছে। কুস্তমের ঘোড়াই একমাত্র রুস্তমকে পিঠে বহন 
করার যোগ্যতা রাখে। কিন্তু আল্লাহ্‌ পাকের গৌরব মহিমা-সূর্য যখন . 
পাহাড়ের ওপর-যার অপেক্ষা অধিকতর জমাট শিলাবৎ ও বৃহৎ অবয়বধারী 
কোন কিছুই জগতে নেই-একবার চমকাল, ত তখনই তা টুকরো টুকরো হয়ে 
গেল ৫44 $ আর সেই সূর্য তিনশো ষাটবার মুমিনের দিলের ওপর 
চমকিত হয় আর সে ১১১2 ১5 3৫ আরও অধিক কিছু আছে?)-এর ধ্বনি 
উঠিয়ে থাকে আর ডেকে ডেকে বলে, 3517 টি সিন সিধযাহা 


আমি পিপাসার্ত।২ 


১. ৪৩ নম্বর চিঠি। 
১. ৩৮ নম্বর পত্র । 


মানবতার সন্মান ও মর্যাদা ২৪৩ 


অধিকতর পরাজিত, অধিকার খ্রিয় | 
‘দিল’-এর একটি বিশেষত্ব এও যে, প্রতিটি বন্তুই ভেঙে যাবার পর মূল্যহীন 
হয়ে যায়-কিন্তু এটা যতবারই ভেঙে টুকরো টুকরো হয়-ততই তা 

"_ অধিকতর মুল্যবান বিবেচিত হয় ।+ তিনি বলেন ৪ . 
হে ভ্রাত! ভাঙা জিনিসের কোন মূল্য নেই, কিন্তু ‘দিল’ (অন্তর) যত টুকরো 
হয় ততই তা অধিক মূল্যবান বিবেচিত হয়। মূসা (আ) একরার অতি - 
সংগোপনে আল্লাহ্‌কে জিজ্ঞেস করেছিলেন, 4১! ০২! = তোমাকে আমি 
কোথায় তালাশ করব? জবাব মিলেছিল ৫ আমি সেই সমস্ত লোকের নিকট 
বেশি থাকি যাদের অন্তর "আমারই কারণে ভেঙে টুকরো হয়ে খায়- (১1 ০ 


- ১০৫৮০] ৮৫৪15 ০১০ ৯ | 


অন্তরের পুঁজি হ’ল মুহব্বত আর মুহব্বত গোটা সৃষ্টি জগত ও সমস্ত 
সময়টাকে ঘিরে রেখেছে। ইহ জগত থেকে পরজগত পর্যন্ত এর প্রভাব 
অব্যাহত ৷ হযরত মুনায়রী (র) বলেন ৪ | 
-  মুহববতের বাণী তিনকাল (অতীত, বর্তমান ও ভবিষ্যত)-কেই ঘিরে 
'_, রেখেছে। আদি, অন্ত ও মধ্যবর্তীতে এরই রাজত্ব । বিশেষজ্ঞগণ বলেন £ এ 
জগত. ও সে জগত সবই চাইবার জন্য। যদি কেউ বলে যে, সে জগত 
চাইবার জগত নয়। হ্যা! তবে সালাত ও সিয়াম পালিত হবে না-কিন্তু 
চাইবার থাকবে । কিয়ামতের দিন তামাম হুকুম-আহকামের ওপর কলম 
মিনসুখ' ও ‘বাতিল’ হয়ে যাবে, কিন্তু এই দু*টি জিনিস চিরদিনের তরে 
চিরকালের তরে থাকবে আর তা হল আল্লাহ্র জন্যই প্রেম এবং আল্লাহ্‌র 
জন্যই সমগ্র প্রশংসা 1৩ 
১. এটাকেই ইকবাল এভাবে বলেছেন $ . 
| aA UAT 1০3 ০ লি 45 8৩৩ অর্থ ক কী বও 
LG en LST এও লক SOG FA Lads এই বল] by 
২. ৪৬ নম্বর পত্র - 


৩. ৪৬ নম্বর পত্র। 


নবম অধ্যায় 
বিশ্রেষণসমূহ ও উচ্চতম জ্ঞান 


উচ্চতম ও সুক্ষ জ্ঞান ও নিবন্ধসমূহ 0 

হযরত শায়খ শরফুদ্দীন (র)-এর মকত্বাতে অমূল্য বিশ্লেষণ এবং উন্নত 
সুন্ম জ্ঞান ও নিবন্ধরাজির এমন একটি ভাণ্ডার রয়েছে যা হাকীকত ও মা'রিফতের 
খুব কম গ্রন্থে মিলবে। এই গ্রহের স্থানে স্থানে এমন সব সুক্ষ বিশ্রেষণ ছড়িয়ে 
ছিটিয়ে রয়েছে যা ব্যক্তিগত অভিজ্ঞতার নির্যাস, শত শত বছরের রিয়াষত' ও 
আল্লাহ-গ্রদত জ্ঞানের. ফলক্রুতি যা পড়বার পর উন্মভতা ও মিষ্টি অনুভূতির 
এমনই এক অবস্থার সৃষ্টি হয় যা বড় বড় আনন্দঘন কোন সাহিত্য-কথিকা ও 
রসাল-কাব্য থেকে লাভ করা যায় না। 
ওয়াহ্‌দাতুশ্‌ শুহুদ 

এই গ্রন্থে এমন কতক বিশ্লেৰণও পাওয়া যায় যে সম্পর্কে বিজ্ঞজন মহলে 
রসিদ্ধি রয়েছে যে, তা কয়েক শতাব্দী পরের বিশ্লেষণ এবং যে শতাব্দীতে জম 
শতাব্দী) হযরত মাখদুম রে) জীবিত ছিলেন, সেই শতাব্দীর কোন লোকই এর 
- সঙ্গে পরিচিত ছিল না। এসব বিশ্লেষণের অন্যতম হল, “তওহীদে শুহুদী” বা. 
“ওয়াহ্তুশ্‌ শুহুদ"-এর মতবাদ । এই মতবাদ বিশ্লেষণের চর্চা বস্তুত হিজরী 


“ওয়াহ্দাতুল ওজুদ”-এর সমান্তরাল এর দাওয়াত ও বিস্তৃত ব্যাখ্যা-বিবরণী পেশ 
করেন এবং এ ব্যাপারে কোনই সন্দেহ নেই যে, তীর বক্তৃতা-বিবৃতি ও তবলীগ 
এবং তীর প্রচারের অবলঘন-হ্যরত মুজাদ্দিদ আলফেছানী (র)-এরই দান. এবং 
তিনিই -এই মাসআলার ইমাম ও মুজাদ্দিদের মর্যাদা রাখেন । কিন্তু এটা দেখে 
বিস্মিত হতে হয় যে, দু’শো-আড়াই শো বছর পূর্বে মাখদুমুল মুল্ক শায়খ 
শরকুদ্দীন ইয়াহ্ইয়া মুনায়রী (র)-এর মকভুবাতেও অত্যন্ত সুন্দরভাবে এই 
মাসআলার বর্ণনা মিলে। তিনি স্বীয় ব্যক্তিগত অভিজ্ঞতা এবং উক্ত মকামের 
- বিশ্লেষণের আলোকে এটা প্রমাণ করেছেন যে, সাধারণভাবে .যাকে “ওয়াহদাতে 


বিশ্লেষণসমূহ ও উচ্চতম জ্ঞান ২৪৫ 
ওজুদ* এবং অসত্যের শুধু নিশ্চিহ্ন ও পরিপূর্ণ ধ্বংস মনে করা হয়, তা প্রকৃতপক্ষে 
. ‘ওজুদে হাকীকী" বা বাস্তব অস্তিত্বের সামনে অন্যান্য অস্তিত্বশীল বস্তুর এমনভাবে 
নি্্রভ ও পরাভূত হয়ে যাওয়া যেমন সূর্যের প্রদীপ্ত আলোকের সামনে 
তারকারাজির রৌশনী নিম্প্রভ এবং তার সত্তার অস্তিত্ব গুরুত্হীন হয়ে যায়। তিনি - 
দু'টি শব্দে এই গুরুত্বকে এভাবে বর্ণনা করেন ৪ | 

73435 0০840 Sal G24 ০৪ 
অর্থাৎ “ কোন বস্তুর অস্তিত্হীন ও নিশ্চিহ্ন হয়ে যাওয়া এক জিনিস আর 
দৃষ্টিগোচর না হওয়া অন্য জিনিস” তিনি আরও বলেন, এটা এমন একটি নায়ক 
ও সঙ্গীন স্থান যেখানে অনেক বড় বড় লোকেরও পদশ্বলন ঘটে গেছে এবং 
যেখানে একমাত্র আল্লাহ্র তওফীক ও খিযির (আ)-এর মতো কামিল ওলীর 
বি নেতৃত্ব ব্যতিরেকে হাকীকতের সংকীর্ণ পথের ওপর কায়েম থাকা 
I 
সত্য প্রকাশের নূর থেকে “সালিক' আধ্যাত্মিক পথের পথিক)-এর ওপর" 
এভাবে জাহির হয় যে, সমগ্র অস্তিতৃশীল ক্ষুদ্রাতিক্ষুদ্র বস্তুর আকার, উজ্জ্বলতা 
ও দীপ্তি এর উজ্জ্বল প্রভায় তার দৃষ্টি থেকে ঢাকা পড়ে যায়-যেভাবে সূর্যের 
প্রখর দীপ্তির সামনে অণু-পরমাণুবৎ আলো আড়াল হয়ে যায় এবং সে সব 
ক্ষুদ্াদপিক্ষুদ্ অস্তিত্বই নেই কিংবা অণু-পরমাণুগ্ুলো সবই সূর্যে পরিণত হয়ে 
গেছে; বরং কথা 'এই যে, সুর্যের প্রখর রশ্মি জাহির হবার পর 
অণু-পরমাণুগুলোর মুখ লুকানো ছাড়া প্রকাশ্যে চেহারা দেখাবার কোনই পথ 
নেই। তেমনি একথাও ঠিক নয় যে, বান্দাহ্‌ খোদা হয়ে গেছে 2411 1% 
12৫ ঠিএ 415 52 কিংবা বান্দাহর অস্তিত্ব বাস্তবে নিশ্চিহ্ন হয়ে যায়। 
অস্তিতৃহীন হয়ে যাওয়া ও নিশ্চিহ্ন হওয়া এক জিনিস আর দৃষ্টিগোচর না 

হওয়া অন্য জিনিস! কবি ‘আরিফ ঠিকই বলেছেন ৪ 
১০৪৭1 58 Ocal বাত ক ২৪০৯৩ 98 

ৃ Ell 4৫০5-431 EAD gd Lad ; 
যখন তুমি আয়না দেখ তখন তুমি আয়নাকে দেখ না এই জন্য যে, তুমি 
তখন আপন সৌন্দর্যে বিভোর থাক। আবার এও বলতে পার না যে,' 
আয়নার অস্তিত্বই বিলীন হয়ে গেছে অথবা আয়না তোমার সৌন্দর্যের রূপ 
নিয়েছে কিংবা তোমার. সৌন্দর্যই আয়না হয়ে গেছে। “কুদরত'কে 
শক্তিসমষ্টির ভেতর এভাবেই দেখা যায়-যাকে সৃফীগণ ফানা ফিত্-তাওহীদ " 


২৪৬ সংগ্রামী সাধকদের ইতিহাস 


বলেন। বহু লোকের কদমই এই জায়গায় পিছলে গেছে। আল্লাহ্‌র তওফীক, 
চিরন্তন অনুগ্রহ এবং মুর্সিদের পথ প্রদর্শন ও নেতৃত্ব ব্যতিরেকে এই প্রান্তর 
কেউ সহজে অতিক্রম করতে পারে না । 


পরিবর্তন ও বিবর্তন গুণাবলীর মধ্যে, সত্তার মধ্যে নয় 

এই সন্দেহ দেখা দেয় যে, সূর্যের সামনে অন্যান্য আলোর নিশ্প্রভ হয়ে 
যাবার যে উদাহরণ দেওয়া হল এবং তা থেকে এটা প্রমাণ করা হল যে, আলো 
নিশ্চিহ্ন হয় না, শুধু সূর্যের সামনে নিপ্পরভ হয়ে যায় এবং তার অস্তিত্ব অবজ্ঞেযর 
দৃষ্টিগোচর হয়৷ অথচ ঘটনা তো এই যে, “সূর্যের সামনে প্রদীপের কোন 
যথার্থতাই থাকে না, তার অস্তিত্বকে অস্তিত্ বলাই ঠিক নয়। সে তো তার 
মুকাবিলায় নি্চিহই হয়ে যায়। একই বস্তু একই সময়ে অিতৃশীল ও অন্তিত্হীন 
হতে পারে না। শায়খ এর জবাব দিতে গিয়ে বলেছেন যে, এই পরিবর্তন তো 
গুণাবলীর ক্ষেত্রে, সত্তার ক্ষেত্রে নয়। সূর্য পানির বর্ণায় উজ্জ্বলরূপে প্রতিবিষিত ও 
প্রতিফলিত হয়, পানিকে উত্তপতও করে তোলে। এর দ্বারা পানির গুণের পরিবর্তন 
ন গা কায মং ক কয 
অর্থেই সূর্যে পরিণত হয় না। 


দ্রুতগতিসম্পন বস্তুর নড়া-চড়া চোখে পড়ে না 
করিল রিল ডিজি ভি জারী আধ্যাত্মিক 
মকামসমূহ অতিক্রম এবং তাদের বাতেনী অবস্থা এমন হয়ে থাকে যেগুলি-এ 
পথের প্রাথমিক মুসাফির এবং কখনো ও কোন সময় তাদের সমসাময়িকেরাৎ 
- জানতে পারেন না। আঙ্নিয়া 'আলায়হিমুস সালাম এবং কামালিয়াতের ওয়ারিশান 
ও কামিল আওলিয়া কিরামের কামালিয়াতের অবস্থাসমূহ এমনই সুক্ষ, নাযুক ও 
গোপনীয় হয় যে, অধিকাংশ সময়ই তাদের সমসাময়িক এবং 
অবস্থানকারী ব্যক্তিবর্গ সে সব থেকে অপরিচিত ও নাওয়াকিফ থাকেন এবং এ 
| সমস্ত উন্মত্ত ও আগ্রহী ব্যক্তিবর্গ আকর্ষণ ও সলুকের অধিকারীকে প্রাধান্য দেন 
খারা তাদের পদদ্বয়ের পার্শ্বে পৌছুবারও ক্ষমতা রাখেন না। এসব কামিল মহাত্মা 
খীঁদেরকে আল্লাহ্‌ পাক অতি উন্নতমানের প্রতিভা, সুউচ্চ মনোবল ও অসীম 
ধৈৰ্যশক্তি দান করেন, তারা না জামার কলার ছিড়ে ফেলেন, আর না তারা ধ্বনিই 
"উঠান; তারা উন্মত্তবৎ নাচতেও শুরু করেন 'না। তাদের থেকে অধিক সংখ্যায় 
কিংবা অলৌকিক ক্রিয়াকাও্ও সংঘটিত হয় না অথবা তারা নানামুখী 
দাবিও করেন না কিংবা কোন অবস্থার প্রকাশও হতে দেন না! 


বিশ্লেষণসমূহ ও উচ্চতম জ্ঞান ২৪৭ 


হযরত শায়খ (র) লিখেছেন যে, গতি যত দ্রুত হবে, ঠিক সে পরিমাণেই 
তার নড়াচড়া দৃষ্টিগোচর হবে না। তিনি বলেন, ঝড়ো হাওয়া সবাই অনুভব 
করতে পারে, কিন্তু প্রাতঃসমীরণ যা হৃদয়ের পীপড়িদলের সঙ্গে কাতুকুতু খেলে, 
ফুলের বাগানকে দান করে নব-বসন্ত, এমনি মৃদুমন্দগতিতে প্রবাহিত হয় যে, 
তার খবরও কেউ রাখে না। এক পত্রে তিনি লিখেছেন ৪ 
কোন বস্তুর গতি যখন দ্রুততর হয়ে ওঠে-তখন তা দৃষ্টিগোচর হয় না। 
তোমরা কি দেখতে পাও না যে, পাথরের খাতা (চাক্কী) যখন দ্রুতবেণে 
ঘুরতে শুরু করে......তখন যে ব্যক্তি দেখে, সে ভাবে-যাতা বুঝি বন্ধই 
রয়েছে, পাথর বুঝি ঘুরছে না। হযরত জুনায়দ বাগদাদী রো.)-কে কেউ 
বলেছিল যে, আপনি ‘সামা’ (এক প্রকার আধ্যাত্মিক সঙ্গীত) শ্রুবণের সময় 
নিজের জায়গা থেকে এতটুকু নড়াচড়া করেন না। তিনি তখন নিম্নোক্ত 
রা 
অর্থাৎ, “তোমরা পাহাড় দেখে মনে করো যে, তা স্থির দাড়িয়ে আছে। অথচ 
তা মেঘমালার মতই সতত সঞ্তরণশীল।” 
তুমি আমার গতি দেখতে পাও না, গতি যখন দ্রুততায় পর্যবসিত হয়, তখন 
তা আর চোখে পড়ে না। প্রাতঃসমীরণ এভাবে বয় যে, কেউ তার খবর 
রাখে না।১ 
্রবৃত্তিজাত কামনা-বাসনার উৎ্সাদন আসল উদ্দেশ্য ও লক্ষ্য নয়, উদ্দেশ্য ও 
লক্ষ্য হ’ল তাকে পরাভূতকরণ 
তরবিয়ত ও সংশোধনের ধারায় একটা বড় ভ্রান্তি এই যে, সত্যের বহু প্রার্থী 
ও সিদ্দীক প্রবৃত্তিজাত কামনা-বাসনার একেবারে জড়েমূলে উৎ্সাদন চান এবং 
এটাকে তারা খুবই জরুরী মনে করেন। ভারা বলেন যে, তরীকত ও 
মারিফতপন্থীর অভ্যন্তরে প্রবৃত্তিজাত কামনা-বাসনার মূল উৎসও যেন বাকী না 
থাকে....। শায়খ মাখদূম রে) বলেন, প্রবৃত্তির উৎসাদন আসল উদ্দেশ্য নয়, বরং 
পরাভূতকরণই মৌলিক উদ্দেশ্য ও লক্ষ্য । ইমাম গাযালী রে)-ও তাঁর সুবিখ্যাত 
"ইহইয়াউল ‘উলুম’ নামক গ্রন্থে প্রমাণ করেছেন যে, সংশোধন ও তরবিয়তের 
উদ্দেশ্য ও লক্ষ্য কাম-ক্রোধ ইত্যাদিকে. জড় থেকে উপড়ে দেওয়া কিংবা কারুর 
প্রকৃতিগত যোগ্যতাকে গুম করে দেওয়া নয়, বরং তার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার 
যোগ্যতা লাভ এবং তাকে পরাভূত করার শক্তি হাসিল করা । কুরআন মজীদের 


১. চতুর্থ পত্র । 


২৪৮ সংগ্ৰামী সাধকদের ইতিহাস 


সূরায় তা'রীফের ক্ষেত্রে 1১১11 530115 (ক্রোধ উত্নাদনকান্ধী) বলা হয় 
নি, 11 5243719 (ক্ৰোধ দমনকারী) বলা হয়েছে। মুলে যদি 


ক্রোধেরই উদ্রেক না হত, তাহলে ক্রোধ দমনের কিংবা গিলে ফেলার প্রশ্ন 
দেখা দিত কীভাবে? শায়খ রে) অত্যন্ত বিস্তারিতভাবে লিখেছেন $ 


এটা সেই ব্যক্তির মূর্খতা ও আহম্মকী যে মনে করে যে, শরীয়তের দাবি 
রবৃত্তিজাত কামনা-বাসনা এবং মানবীয় দোষগুণ থেকে একেবারে 
পাক-পবিভ্র হওয়া । তাঁরা এটা চিন্তা করেনি যে, রাসূলুল্লাহ সে) বলেছেন, 
আমিও মানুষ, কখনো আমিও রাগান্বিত হই এবং তীর ক্রোধের প্রতিক্রিয়াও 
প্রকাশ পেতে দেখা যেত। আল্লাহ্‌ তা'আলার ফরমানে- 42১৮৫1$ 
£2441 (এবং ক্রোধ দমনকারী) বলে তীর প্রশংসা করা হয়েছে রাসূলুল্লাহ 
(স)-এর প্রকৃতিতে ক্রোধের চিহ্নমাত্র নেই বলে তাঁকে প্রশংসা করা হয় নি। 
আর শরীয়ত প্রবৃত্তিজাত কামনা-বাসনা থেকে মুক্তির দাবি কী করে করতে 
পারে যখন হুযুর (স)-এর ন'জন স্ত্রী বর্তমান ছিলেন। যদি কারুর পরবৃত্তিজাত 
কামনা-বাসনা একদম নিঃশেষ ও নির্মূল হয়ে যায়- তবে তার চিকিৎসা করা 
দরকার যেন তা পুনরায় ফিরে আসে এবং তার ভেতর তা পুনরপি সৃষ্টি হয়। 
কেননা পরিবারের সদস্য ও সন্তান-সভ্ভৃতিদের প্রতি ন্নেহ-মমতা, জিহাদের 

* অয়দানে কাফিরদের প্রতি ক্রোধ, সন্তান-সম্ভুতি তথা বংশের ধারাক্রম ও 
সুনাম বজায় রাখা এসব ‘নফস’ প্রবৃত্তি) জাত অনুভূতি ও কামনা-বাসনার 
সঙ্গে সম্পর্কিত । পয়ণন্বরগণও (‘আ) এ আকুলতা ব্যক্ত করেছেন যেন 
তাঁদের বংশের ধারা অব্যাহত থাকে কিন্তু শরীয়তের দাবি এই যে, 
কামনা-বসনাকে নিয়ন্ত্রিত ও পরাভূত রাখতে হবে, রাখতে হবে আহকামে 
শরীয়তের অধীন, যেমনিভাবে ঘোড়া লাগামের এবং কুকুর শিকারীর 
নিয়নত্রণাধীনে থাকে । কুকুরকেও ট্রেনিংপ্রাপ্ত হতে হবে। এমন যেন না হয় 
যে, শিকারীর ওপরই সে হামলা করে বসে। শিকারের জন্য ঘোড়ার 
আবশ্যকতাও রয়েছে। কিন্তু এমন ঘোড়ার দরকার যাকে পোষ মানানো 
হয়েছে, -নইলে সে স্বীয় আরোহীকেই নিচে নিক্ষেপ করবে। ক্রোধ এবং 
ইন্দিয়জাত কামনা-বাসনাও ঠিক তেমনি কুকুর ও ঘোড়ার মত। পারলৌকিক 
সৌভাগ্যকেও এ দু'টি বস্তু ব্যতিরেকে শিকার করা সম্ভব নয় । কিন্তু শর্ত এই 
যে, তা হবে অধীনস্থ ও নিয়ন্্রণাধীনে। যদি তা প্রাধান্য পায় এবং বিজয়ী 
হয়-তাহলে এ দু'টিই ধ্বংসের কারণ হবে। অতএব রিয়াফত ও যুজাহাদার 
আসল উদ্দেশ্য ও লক্ষ্য হল-এ দু'টি গুণকে পরাজিত ও পরাভূত করা এবং 
তা বাস্তবে সম্ভব । 


বিশ্লেষণসমূহ ও উচ্চতম জ্ঞান ২৪৯ 


কারামতও (অলৌকিকতা) এক প্রকার মূর্তি 
যেভাবে ওপরে বলা হল যে, হযরত মাখদূম (রা.)-এর যমানায় চারিদিকেই 
ছিল কারামতের চর্চা। জনসাধারণ একে বুযগীর জন্য অপরিহার্য শর্ত এবং 
জনপ্রিয়তা ও ব্যাপকভাবে গৃহীত হবার মাপকাঠি বলে মনে করত! হযরত 
মাখদূম (র) এই সাধারণ প্রবণতা ও প্রসিদ্ধির বিপরীতে এটাই প্রমাণ করতেন 
যে, কারামতও আহলুল্লাহ তথা আল্লাহ্‌ওয়ালা ব্যক্তিদের জন্য একটি পর্দা এবং 
আল্লাহ ব্যতীত অপর শক্তির সঙ্গে জড়িত ও বিলুপ্ত থাকার প্রমাণবহ। আর এদিক 
থেকে এটা এক ধরনের মুর্তিও বটে যাকে অস্বীকার করা এবং এর হাত থেকে 
দূরে সরে থাকা কোন কোন সময় জরুরী হয়ে পড়ে। 
কারামতও এক ধরনের ঘূর্তি। কাফির মূর্তির সঙ্গে সম্পর্ক রাখে এবং এই 
সম্পর্ক রাখার কারণে সে আল্লাহ্‌র দুশমনে পরিণত হয়। যখন মূর্তির সঙ্গে 
সম্পর্কচ্ছেদ ও মুক্ত থাকার ঘোষণা দেওয়া হয় এবং ইচ্ছা ব্যক্ত করা হয়, 
তখন সে আল্লাহ্‌র দোস্তে পরিণত হয়। “আরিফগণের মুর্তি (বোত্‌) হচ্ছে 
কারামত ৷ যদি কারামতের ওপর কেউ তুষ্ট ও তৃপ্ত হয়ে যায়, তাহলে সে 
বঞ্চিত ও (আল্লাহ্‌র দরবার থেকে) বরখাস্ত হয়। আর যদি কারামতের সঙ্গে 
সম্পর্কহীনতার প্রকাশ ঘটায়, তাহলে (আল্লাহ্‌র) মুকার্রাব তথা নৈকট্য প্রাপ্ত 
বান্দাহগণের অন্তর্ভুক্ত হয় ও তার দরবারে উপনীত হয়। একারণেই আল্লাহ 
পাক যখন তার মকবুল বান্দাহগণের থেকে কারামতের প্রকাশ ঘটান তখন 
তাদের অন্তরে ভয়-ভক্তি ও বিনয় মিশ্রিত ভাবের আধিক্য ঘটে, দীনতা ও 
নমতা পূর্বের তুলনায় বৃদ্ধি পায়, বর্ধিত হয় তাদের ভীতি ৷” 
কাশ্ফ, কারামত ও ইস্তিদরাজ 
‘সিদ্দীক’ (সত্যবাদী, বিশ্বস্ত ও আমানতদার) বান্দাহ্গণের ওপর “কাশ্ফ' ও 
সঠিক দূরদৃষ্টির মাধ্যমে যে সব বিষয়ের প্রকাশ ঘটে এবং ভবিষ্যতে সংঘটিতব্য 
যে সব ঘটনা তাদের সামনে উদ্ভাসিত হয়, হতে পারে যে, কোন কোন লোকের 
বেলায় অনুরূপ বিষয়ের প্রকাশ ঘটে না। কিন্তু এর দ্বারা তাদের সম্পর্কে কোন 
আপত্তি উঠানো চলে না এবং তাদের কামালিয়াতের কোন ক্রটিও এতে প্রমাণিত 
হয় না। আপত্তিজনক এবং ত্রুটিযুক্ত বস্তু বলতে 'ইস্তিকামাত' (সুদৃঢ় ভিত্তি)-এর 
সংকীর্ণ পথ থেকে সরে যাওয়া । “সিদ্দীক'ণণের ওপর এভাবে যেসব বস্তু ও বিষয় 
উন্মোচিত হয়ে পড়ে তা তাদের “ইয়াকীন” বৃদ্ধির কারণ হয় এবং এর দ্বারা তাদের 


১. অষ্টম পত্র! 


২৫০ সংগ্রামী সাধকদের ইতিহাস 


“মুজাহাদাহ্‌’-এর মধ্যে অধিকতর পরিপন্ধতা এবং তাদের সদৃগুণাবলী, উন্নত ও 
প্রশংসিত চরিত্রের মধ্যে আরও উন্নতি ঘটে । আর এ ধরনের অবস্থা যদি এমন 
লোকের ক্ষেত্রে সংঘটিত হয়, যে ব্যক্তি শরীয়তের হুকুম-আহকামের পাবন্দ নয়, 
তাহলে সে এর পরবর্তী কারণ এবং এর ধোকা ও বোকামীর মাধ্যমে পরিণত 
হয়? সে এর ধৌকায় পড়ে লোকদেরকে পর্যুদস্ত ও নিকৃষ্ট ভাবতে শুরু করে। 
কখনো এমন হয় যে, ইসলামের সম্পর্ক থেকেও সে বিচ্ছিন্ন হয়ে যায় অর্থাৎ সে 
আর মুসলমান থাকে না এবং সে “আহকামে ইলাহিয়া’ তথা এঁশী-বিধানের 
সীমারেখা এবং হালাল-হারামের অস্বীকারকারীতে পরিণত হয়ে যায়। সে 
সুন্নতের অনুসৃতি পরিত্যাগ করে এবং "ইলহাদ' ও “যিন্দিকী' ভাবধারার শিকারে 
পরিণত হয়। 
সেবার মর্যাদা 

“সালিক'-এর জন্য একটি মহান কর্ম * খেদমত" বা সেবা । খেদমতের ভেতর 
সেই সমস্ত উপকারিতা ও বৈশিষ্ট্য রয়েছে যা অন্য কোন “ইবাদত ও আনুগত্যে 
নেই। এর একটি এই যে, সেবার কারণে ‘নফ্স’ (প্রবৃত্তি) মৃত হয়ে থাকে এবং 
তা থেকে কর্তৃত্ব ও নেতৃত্ব, অহংকার ও গর্ব বের হয়ে যায় এবং সৃষ্টি হয় বিনয় ও 
নমতা । খেদমত তথা সেবা তাকে সভ্য ও সুজন বানিয়ে দেয়, তার চরিত্রকে 
সঠিকভাবে শুধরে দেয়, তাকে সুন্নত ও তরীকতের জ্ঞান শেখায়, নফ্সের 
অন্ধকার ও বিপদাপদ দূর করে দেয়। এটা মানুষকে সৃক্ষদর্শী ও ক্ষীণ আত্মা 
বানিয়ে দেয়; তার ভেতর ও বাহির আলোকিত হয়ে যায়। এসব উপকারিতা 
খেদমতের সঙ্গে নির্দিষ্ট । একজন বুযর্গকে কেউ প্রশ্ন করেছিল, আল্লাহ পর্যন্ত 
পৌছতে কতগুলি রাস্তা রয়েছে? জবাবে তিনি বলেছিলেন, অস্তিত্বশীল প্রাণী এবং 
দুনিয়ার মধ্যে যতগুলি অণু-পরমাণু রয়েছে, এতগুলিই রাস্তা রয়েছে আল্লাহ্‌র 
কাছে গৌছুতে। কিন্তু কোন রাস্তাই হৃদয়ের শান্তি ও তৃপ্তি দান অপেক্ষা অধিকতর 
শ্রেষ্ঠ ও নিকটতম নয়। আমরা এই রাস্তা ধরেই আল্লাহ্‌ৃকে পেয়েছি এবং 
আমাদের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে এরই ওসিয়ত করেছি। 


ইসলাহে নফ্স-এর মানদণ্ড 

“ইসলাহে নফ্স' তথা নফ্‌সের সংশোধনের মানদণ্ড এ সব মহাস্মার দৃষ্টিতে 
অত্যন্ত উন্নত এবং মহান । বন্তৃতপক্ষে এ ব্যাপারে তৃত্তিলাভ করা খুবই মুশকিল 
বে, নফস্‌ খোদায়ী দাবি থেকে পশ্চাদপসরণ এবং প্রবৃত্তি ও কামনা-বাসনাজাত 
বিষয়বস্তুর পাকড়াও থেকে মুক্ত ও স্বাধীন হয়ে গেছে এবং তরবিয়ত ও ইসলাহু - 


বিশ্লেষণসমূহ ও উচ্চতম জ্ঞান ২৫১ 


(আধ্যাত্মিক প্রশিক্ষণ ও সংশোধন)-এর সেই মকামে পৌছে গেছে যে, এখন তার 
ওপর আস্থা স্থাপন ও নির্ভর করা চলে ৷ হযরত শায়খ শরফুদ্দীন (র)-এর নিকট 
তার আলামত এই যে, সে স্বীয় খাহেশ ও অভিপ্রায় অনুসারে অগ্রসর হবে না, 
শরীয়তের হুকুম মুতাবিক চলবে, শরীয়তের হুকুম-আহকামের তথা 
বিধি-বিধানের ক্ষেত্রে রুখসত কিংবা জটিল ব্যাখ্যার আশ্রয় নেবে না । যদি 
নফ্সের ওপর কোন বিশেষ প্রবৃত্তিজাত কামনা-বাসনা ও স্বভাব বিজয়ী থাকে 
তবে বন্তুতই সে সেই জানোয়ারের অনুরূপ, যে এই কামনা-বাসনার সবচেয়ে বড় 
প্রতিনিধি ও প্রকাশস্থল। এক পত্রে তিনি বলেন £ 
আমার ভ্রাত! মানুষের নফ্স বড় ধৌকাবাজ ও প্রতারক । সে হামেশাই 
মিথ্যা দাবি ও বাগাড়ম্বর করে যে, প্রবৃত্তিজাত কামনা-বাসনা আমার 
শাসনাধীন হয়ে গেছে। তার থেকে এর প্রমাণ চাওয়া উচিত এবং তার 
প্রমাণ একমাত্র এই যে, সে স্বীয় হুকুমে এক কদমও অথসর হবে না, চলবে 
শরীয়তের নির্দেশ মাফিক। যদি সে সর্বদা শরীয়তের অনুসৃতি ও আনুগত্যে 
তৎপরতা প্রদর্শন করে তবে সে ঠিকই বলছে। যদি সে শরীয়তের 
বিধি-বিধানে নিজস্ব ইচ্ছা-অভিরুচি ও অভিপ্রায় মাফিক রুখসত ও. জটিল 
ব্যাখ্যা-বিশ্লেষণ চায় তবে সে হতভাগ্য- এখন পর্যন্ত ফাদে পড়া বন্দী। যদি 
. সে ক্রোধের দাস হয়, তবে সে মানুষরূপী একটি কুকুর ৷ যদি সে হয় 
- উদরের দাস অর্থাৎ পেটসর্বন্ব, তবে সে একটি আস্ত জানোয়ার, আর সে 
যদি হয় বদ প্রবৃত্তিজাত কামনা-বাসনার হাতে বন্দী, তবে সে নিকৃষ্ট শুকর; 
যদি সে বেশ-ভূষা ও সৌন্দর্যের গোলাম হয়, তবে সে পুরুষরূপী স্ত্রীলোক 
কিন্তু যে ব্যক্তি নিজেকে শরীয়তের আহকাম মাফিক সুসজ্জিত করে এবং 
নফ্‌সের পরীক্ষা নিয়ে থাকে, নিজ প্রবৃত্তির বাগডোরকে শরীয়তের হাতে 
তুলে দেয়, যে দিকে শরীয়ত ইঙ্গিত করে, সে দিকেই নিজ প্রবৃত্তিকে ঘুরিয়ে . 
দেয়-কেবল তখনই বলা যায় যে, তার গুণাবলী তার শাসনাধীন ও 
নির্দেশানুগত হয়ে গেছে। অতএব যে সমস্ত লোককে আল্লাহ্‌ পাক দূরদৃষ্টি 
দান করেছিলেন এবং যারা বাস্তবতার প্রতি দৃষ্টি রেখেছিলেন, তারা শেষ 
নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত স্বীয় নফ্সকে তাকওয়া ও আল্লাহৃভীতির লাগাম 
পরিয়ে রেখেছিলেন।৯ 


১. ৯৬ নম্বর পত্র 


দশম অধ্যায় 
দীনের হিফাষত ও শরীয়তের সাহায্য-সমর্থন 


একটি সংক্কার ও সংশোধনমূলক কাজ 

হযরত শায়খ শরফুদদীন ইয়াহইয়া মুনায়রী (র)-এর সমগ্র কার্যাবলী শুধু এই 
নয় যে, তিনি ভারতীয় উপমহাদেশের অধিবাসীদেরকে' আল্লাহ্‌র রাস্তা 
দেখিয়েছেন, মা'রিফতে ইলাহী ও আল্লাহ্‌র সঙ্গে সম্পর্ক সৃষ্টির আবশ্যকতা ও 
গুরুত্ব হৃদরমূলে গেঁথে দিয়েছেন, হাযার হাযার লাখ লাখ মানুষের অন্তরে ইশাকে 


'সলূক' ও মারিফতের গোপন রহস্য ও ক্ষুদ্রাদপিক্ষুদ্র বিষয়াবলী এবং সুন্মাতিসুন্ষম 


বাড়াবাড়ি ও সীমাতিরিজ্ততা, “মুলহিদ'দের বিকৃতি এবং 'বাতেনী" ও যিন্দীক 
ফিরকার প্রভাব থেকে হিফাযত করেছেন এবং সে সব ভুল ধারণা ও বিশ্রাপ্তিকে 
দিবালোকে উদ্ভাসিত করে তুলেছেন যা বদ-“আকীদাসম্পনন সুফী মুর্খ ও জাহিল 
| গীর এবং দর্শন ও বাতেনী ধ্যান-ধারণা প্রভাবিত প্রাচ্যবিদদের দাওয়াত ও 

তবলীগ ছারা ভারতীয় উপমহাদেশের ন্যায় একটি বহু দূরে অবস্থিত রাষ্ট্রকে 
(যেখানে ইসলাম বহু ঘোরালো চড়াই-উৎ্রাই পার হয়ে পৌছেছিল এবং কিতাব 
ও সুন্নত থেকে সরাসরি জ্ঞান অর্জনের উপায়-উপকরণ প্রথম থেকেই কমযোর ও 
সীমাবদ্ধ ছিল) মোহস্ত করে রেখেছিল । তিনি স্বীয় মকত্বাতে সে সব ‘আকীদা 
ও খ্যান-ধারণার ওপর চরম আঘাত হানেন যার প্রচ্ছন্ন ছায়ায় এখানে ইলহাদ, 
কুফরী ও হিন্দিকী ভাবধারা বিস্তার লাভ করছিল এবং ইসলামী “আকীদা নড়বড়ে 
হচ্ছিল। ইসলামের বিশুদ্ধ ‘আকীদা এবং আহলে সুন্নত ওয়াল জামা'আতের 
দৃষ্টি ও নীতি-পদ্ধতির পক্ষে তিনি অত্যন্ত গরভাবসিত ও জোরদার ওকালতী 


দীনের হিফাযত ও শরীয়তের সাহায্য-সমর্থন ২৫৩ 


করেন। তিনি যে হাকীকত ও মা'রিফতের ক্ষেত্রে অত্যন্ত উন্নত ও মহান মর্যাদার 
অধিকারী ছিলেন, পৌছেছিলেন কাশ্ফ, শুহুদ ও দীপ্ডির উচ্চতর মকামে, রিয়াযত 
ও মুজাহাদার দীর্ঘ ও কঠিনতম স্তরগুলো অতিক্রম করেছিলেন এবং রিয়াযত ও 
সুজাহাদা তথা আধ্যাত্মিকতার ময়দানে ইমাম” ও মুজতাহিদ-এর মরতবায় 
উপনীত হয়েছিলেন-এ ব্যাপারে সবাই একমত । এজন্য এক্ষেত্রে তার প্রদত্ত 
 ব্যাখ্যা-বিশ্লেষণ বিশেষ মূল্য ও গুরুত্ব রাখে এবং তকে প্রত্যাখ্যান বরং অবজ্ঞা 
ও উপেক্ষা করা বড় বড় আধ্যাত্মিক দীপ্তিতে দীপ্তিমান ও কাশ্ফসম্পন্ন 
. মহাপুরুষের পক্ষেও সম্ভব নয়। কেননা তীর ব্যাপার তো এই ছিল ষে,' 


"১৫12০ ১০৩ ৩৯ NE বী এব ০৭1 0৬৯ 
৪৯15৫ Ul sis a ১৯৭ 


অর্থাৎ ' “এই গলি-পথের প্রতিটি অণু-পরমাণু সম্পর্কে আমি অবহিত আছি, 
কেননা বহুকাল যাবত এ পথেই আমি আনাগোনা করেছি।” 


বিলায়েতের মর্যাদা থেকে নবুওতের মর্যাদা উত্তম 

দীর্ঘকাল ধরে তাসাওউফের কতিপয় মহলে এমত ধারণা প্রচার করা হচ্ছিল 
যে, বিলায়েতের মকাম নবুওতের মকাম থেকে উত্তম ও শ্রেষ্ঠ এবং তা এজন্য যে, 
আল্লাহ্‌র সেই মহান সত্তার প্রতি মনোনিবেশ এবং সৃষ্টি জগতের সঙ্গে সকল 
সম্পর্ক চ্যুতির নাম “বিলায়েত" -আর নবুওতের বিষয়বস্তু মানুষকে আল্লাহ্‌র পথে 
. দাওয়াত জানানো যার সম্পর্ক সৃষ্টিজগতের সঙ্গে। এজন্য ওলীর সেই মহান সত্য 
সত্তার প্রতি নিবেদিতপ্রাণ এবং নবী সৃষ্টিজগতের কল্যাণের প্রতি নিবেদিতপ্রাণ 
হওয়া অপেক্ষা নিঃসন্দেহে মহান ও উত্তম । অবশ্য এদের মধ্যে কেউ কেউ কিছুটা 
সতর্কতা অবলম্বন করেছেন। তীরা বলেন, সাধারণভাবে বিলায়েতের মর্যাদা 
নবুওতের মর্যাদা থেকে উত্তম নয়, বরং উল্লিখিত কথার মর্মার্থ এই যে, নবীদের 
বিলায়েত তাঁর নবুওতের মর্যাদা অপেক্ষা উত্তম । নবী যখন স্রষ্টার প্রতি মশগুল 
দায়িত্ব পালনে মশগুল হবার অবস্থা থেকে উত্তম হয়ে থাকে।- . 

.কিন্তু উল্লিখিত বক্তব্যের খুরিয়ে ফিরিয়ে যে অর্থই বের করা হোক না কেন, 
এইরূপ ‘আকীদা ও ধ্যান-ধারণা দ্বারা নবুওতকে অবজ্ঞা ও খাটো করে দেখার 
রাস্তা খুলে যায়, এর গুরুত্ব ও মর্যাদা কমে যায়, খুলে যায় ইলহাদ ও যিন্দিকী 
ধ্যান-ধারণা ৷ হযরত শায়খ শরফুদ্দীন ইয়াহইয়া মুনায়রী রো.) এ ধরনের 
. “আকীদা অত্যন্ত দৃঢ়তার সঙ্গে প্রত্যাখ্যান করেছেন এবং জোরালো ও 


২৫৪ সংগ্রামী সাধকদের ইতিহাস : 


বিস্তারিতভাবে প্রমাণ করেছেন যে, নবুওতের মকাম বিলায়েতের মকাম অপেক্ষা 
লক্ষগুণে উন্নত ও মহান। নবীর সমগ্র অবস্থা ও গোটা মুহুর্ত ওলীর সমস্ত হালত 
ও সময়ের চেয়ে উত্তম। শুধু তাই নয়, নবীদের একটি নিঃশ্বাস আওলিয়াগণের 
সারাজীবনের সাধনা অপেক্ষাও উত্তম। এক্ষেত্রে তিনি মুহাক্কিক ও ‘আরিফসূলভ 
অনেক কথাই লিখেছেন এবং যেহেতু তিনি নিজেই বিলায়েত ও মাঁরিফতের 
উচ্চতম মরতবায় অধিষ্ঠিত ছিলেন, এজন্য তাঁর মতামত ব্যক্ত করা শুধু তার 
অপূর্ব মেধাশক্তি ও জ্ঞানশক্তির ফলশ্রুতিই নয় বরং তা ব্যক্তিগত অভিজ্ঞতা ও 
পর্যবেক্ষণের ওপর স্থাপিত । একটি পত্রে তিনি লিখেন ৪ 


আমার প্রিয় ভাই শামসুদ্দীনের জানা দরকার যে, তরীকতের বুযর্গগণের 
সম্মিলিত মতে-সকল সময় এবং সকল অবস্থাতেই আওলিয়ায়ে কিরাম 
আহ্বিয়ায়ে কিরাম (আ)-এর পদাংকানুসারী এবং আধ্িয়ায়ে কিরাম (আ) 
আওলিয়াকুল অপেক্ষা শ্রেষ্ঠ ও মর্যাদাবান । বিলায়েতের দ্বারা যে নৈকট্যলাভ 
ঘটে, তা আহ্বিয়া কিরামের হিদায়াতের তুল্য । সকল নবী (আ)-ই 
বিলায়েতের অধিকারী, কিন্তু ওলী-আওলিয়া কেউই নবী হন ন্না। আহলে 
সুন্নত ওয়াল জামা'আত এবং তরীকতের মুহান্কিক (বিশেষজ্ঞ)-গণের এই 
মাসআলার ক্ষেত্রে কোনরূপ ইখতিলাফ কিংবা মতভেদ নেই। অবশ্য 
যুলহিদদের একটি দল বলে যে, আওলিয়া আঘিয়ায়ে কিরাম অপেক্ষা 
. অধিকতর মর্যাদাবান । তারা তাদের বক্তব্যের সমর্থনে এই দলীল পেশ করে 
যে, আল্লাহ্‌র ওলীগণ সব সময় আল্লাহৃতেই বিভোর থাকেন, আর আহিয়ায়ে 
কিরাম (আ) অধিকাংশ সময়ই সৃষ্টিকুলকে দাওয়াত জানাতে ও তবলীগে 
মশগুল থাকেন। অতএব যে ব্যক্তি আন্মাহতে মশগুল থাকেন সর্ব 
সুূর্তে-তিনি সেই ব্যক্তি অপেক্ষা উত্তম ও মর্যাদাবান হবেন যিনি কিছু সময় 
মাত্র আল্লাহ্‌তে বিভোর থাকেন। একটি দলের (যারা সূফী-দরবেশগণের 
সঙ্গে মুহব্বতের দাবিদার এবং খারা তীদের সম্পর্কে ভাল ধারণা পোষণ 
করেন এবং আনুগত্য-অনুসরণের ভান দেখান) বক্তব্য এই যে, বিলায়েতের 
মকাম নবুওতের মকাম অপেক্ষা অধিক মর্ধাদামপ্তিত। কেননা নবী ওহীর 
ইল্মের অধিকারী আর আওলিয়া গোপন রহস্য-জ্ঞানের অধিকারী । ওলীগণ 
এমন সব গোপন রহস্য অবগত হয়ে থাকেন যে সম্বন্ধে নবীগণ থাকেন 
অনবহিত ও বেখবর। তারা ওলী-দরবেশগণের জন্য "ইলমে লাদুরী-র 

অধিকারী হওয়া প্রমাণিত করেন এবং এক্ষেত্রে (কুরআনে বর্ণিত) হযরত 
মূসা (‘আ) ও হযরত খিধির (“আা)-এর ঘটনা দলীল হিসেবে পেশ করেন। 
: তাঁরা বলেন, হযরত.খিষির (আ) ওলী ছিলেন আর হযরত মুসা (আট ছিলেন 
" নবী । হযরত মুসা (আ)-এর ওপর জাহিরী ওহী আসত । যতক্ষণ পর্যন্ত ওহী 


দীনের হিফাবত ও শরীয়তের সাহায্য-সমর্থন ২৫৫ 


আসত না- তিনি কোন ঘটনার গোপন-রহস্য এবং কোন কথার অন্তর্বতী 
ভেদ অবগত .হতে পারতেন না । হযরত খিযির (আ) ‘ইলমে  লাদুরী"র 
অধিকারী ছিলেন বিধায় তিনি ওহী ব্যতিরেকেই গায়েব তথা অদৃশ্য বস্তু ও 
জগত সম্পর্কে জেনে নিতেন । এমনকি হযরত মুসা ('আ)-কেও তার অধীনে 
শাগরিদী (শিষ্যত্) করার আবশ্যকতা দেখা দেয়। আর সবাই জানে যে, 
শাগরিদ অপেক্ষা উত্তাদ অধিকতর উত্তম ও মর্যাদাবান হয়ে থাকেন। কিন্তু 
এটা মনে রাখা দরকার যে, এই তরীকার নেতৃবৃন্দের দীনের ব্যাপারে 
যাঁদের ওপর নির্ভর করা যায়-তীরা এ ধরনের উক্তি ও “আকীদা সম্পর্কে 
অত্যন্ত নাখোশ এবং তীরা একথা মেনে নিতে আদৌ রামী নন যে, কারোর 
মরতবা আধিয়ায়ে কিরামের মরতবা অপেক্ষা অধিকতর উন্নত কিংবা তাদের 
সমমানের হতে পারে । রইল হযরত মুসা (আ) ও হযরত খিষির (‘আ)-এর 
ঘটনা । এর জবাব এই যে, হযরত খিষির (আ) আংশিক ফযীলতের 
অধিকারী ছিলেন এবং তা ছিল তীর বিশেষ ঘটনাবলীর ইলমে লাদুনী । আর 
হযরত মুসা (আ) সাধারণ ফযীলতের অধিকারী ছিলেন । আংশিক ফযীলত 
ব্যাপক ও সাধারণ ফযীলতকে নাকচ করতে পারে না-পারে না মনসূখ 
করতে । যেমন, হযরত মারইয়াম (‘আ) এক ধরনের ফযীলতের অধিকারিণী 
ছিলেন। যেহেতু তীর গর্ভে পুরুষের সংসর্ণ ব্যতিরেকে হযরত' ঈসা (‘আ) 
পয়দা হয়েছিলেন । কিন্তু এজন্য তীর মর্যাদা ও ফযীলত হযরত আয়েশা 
(রা.) ও হযরত ফাতিমা (রা.) অপেক্ষা অধিক গুরুত্ব ও প্রীধান্যের অধিকারী 
নয়। তাদের ফযীলতের প্রাধান্য ও গুরুত্ব দুনিয়ার নারীকুলের ওপর । মনে 
রেখো, আওলিরাকুলের সকলের সব “আমল ও অবস্থা, শ্বাস-প্রশ্বাস ও গোটা 
জীবন নবীদের একটি কদমের মুকাবিলায়ও ক্ষুদ্র ও অন্তিতৃহীন দৃষ্টিগোচর 
-হবে। আওলিয়াকুল ‘যে বস্তুর প্রার্থী, যে বস্তুর জন্য তারা দুর্গম পথ অতিক্রম 
সেখানে পৌছে গিয়ে থাকেন। আধিয়ামে কিরাম তাদের দাওয়াতী কাজ 
আল্লাহ্র হুকুমেই আঞ্জাম দিয়ে থাকেন এবং হাযার হাযার আল্লাহ্র 
বান্দাহ্‌কে আল্লাহ্পাণ্ত ও তীর সান্নিধ্য লাভের অধিকারী বানিয়ে দেন। 
আহিয়ায়ে কিরামের একটি নিঃশ্বাস ওলীদের সমগ্র জীবনের সাধনা থেকেও 
উদ পু | 
অপেক্ষা উত্তম! আর তা এজন্য যে, আওলিয়ায়ে, কিরাম যখন চরম মার্গে 
উপনীত হন-তখন “মুশাহাদাহ্‌* (পৰ্যবেক্ষণলন্ধ জ্ঞান)-এর সংবাদ দেন এবং 
মানবীর অন্তরাল থেকে মুক্তি পান, যদিও সে অবস্থায়ও তীরা মানুষই থাকেন। 


২৫৬ সংগ্রামী সাধকদের ইতিহাস 
পক্ষান্তরে পয়গন্বরগণ প্রথম পদক্ষেপেই 'মুশহাদা'র মকামে অধিষ্ঠিত হন যা 
আওলিয়া কিরামের সর্বোচ্চ ও সর্বশেষ ধাপ । অতএব আওলিয়াকে আহিয়ায়ে 
কিরামের ওপর কিয়াস করাই ঠিক নয়। হযরত খাজা বায়েখীদ বিস্তামী (র)- কে 
_ কেউ প্রশ্ন করেছিল যে, আম্বিয়ায়ে কিরামের অবস্থাসমূহ সম্পর্কে আপনার 
অভিমত কি? তিনি বলেছিলেন যে, তওবাহ্‌। তওবাহ্‌! এ ব্যাপারে (মন্তব্য 
প্রকাশের) কোন অধিকারই আমাদের নেই। অতএব আওলিয়া কিরামের মরতবা 
সম্পর্কে অন্যান্য সৃষ্টিকুলের জ্ঞান ও উপলব্ধি এবং ধ্যান-ধারণা যেরূপ ক্ষীণ ও 
প্রচ্ছন্ন ঠিক তেমনি আহ্বিয়ায়ে কিরামের মরতবাও আওলিয়াকুলের জ্ঞান ও. 
উপলব্ধির উর্ধ্বে । আওলিয়া আধিয়ারে কিরামের অকৃত্রিমতায় আপন গতিতে 
ধাবমান আর আধিয়ায়ে কিরাম আওলিয়া কিরামের মুকাবিলায় উড়ন্ত গতিতে 
ধাবমান । আর এটা তো ঠিক যে, পায়ে চলার গতি উড়ন্ত গতির মুকাবিলা করতে 
পারে না। 

আহিয়ায়ে কিরামের মাটির দেহ পাক-পবিব্রতা ও আল্লাহ্‌র নৈকট্যলাভের 
ক্ষেত্রে আওলিয়ায়ে কিরামের ভেদ ও রহস্যের সমতুল্য । অতএব এ দুই ব্যক্তির 
মধ্যে বিরাট পার্থক্য বিদ্যমান যাদের একজনের দেহ যেখানে পৌছে, সেখানে 
অন্যজনের শুধুমাত্র ভেদ ও রহস্য পৌছাতে পারে।* 
শরীয়তের চিরত্তনতাও অপরিহার্য 

এমনি আর একটি ভ্রান্ত ধারণা কতিপয় মহলে বিস্তার লাভ করেছিল যে, 
শরীয়তের বাধ্য-বাধকতা ও অনুসরণের আবশ্যকতা একটি বিশেষ সময় ও 
বিশেষ সীমারেখা পর্যন্তই সীমাবদ্ধ; “সালিক' যখন পর্যবেক্ষণের মকাম এবং 
‘ইয়াকীন’-এর মরতবায় উপনীত হয়, পৌছে যায় আল্লাহ্‌র সান্নিধ্যে, তখন সে 
শরীয়তের পাবন্দী ও শরঈ বাধ্যবাধকতা থেকে মুক্ত ও স্বাধীন হয়ে যায়। এরূপ 
আকীদা সাধারণ্যে বেশ ব্যাপক ও জনপ্রিয় হয়ে ওঠে এবং বহু “মুলহিদ-কাফির' 
ও বে-আমল সূফী ও অকাট মূর্খ গীর-দরবেশ এর মাধ্যমে এ এক. বিরাট 
ফিতনার সূত্রপাত করেছিল এবং এর দ্বারা কতিপয় মহলে শুধু বিশৃঙ্খলা ও 
বে-আমলই নয়, ‘ইলহাদ ও বিন্দিকী” ভাবধারাও বিস্তার লাভ করেছিল । কতক 
লেখাপড়া জানা লোকও এ 'আকীদাকে দৃঢ় ভিত্তির ওপর দাড় করাবার স্বার্থে 
কুরআন মজীদের মশহুর আয়াত নিত 
১. মকতুবে রিসতম। 


দীনের হিফাযত ও শরীয়তের সাহায্য-সমর্থন ২৫৭ 


“এবং ইয়াকীন তোমাতে না আসা পর্যন্ত তুমি তোমার প্রতিপালকের ‘ইবাদত 
দোসত্ব ও গোলামী) কর”৯-এর দলীল পেশ করে এবং বলে যে, “ইবাদত ও 
শরীয়তের পূর্ণ আনুগত্য ও অনুসরণের সিলসিলা ততক্ষণ পর্যন্ত কায়েম থাকা 
দরকার যতক্ষণ পর্যন্ত না ইয়াকীন' হাসিল হয়। 'ইয়াকীন' হাসিল হয়ে গেলেই 
শরীয়তের কষ্টকর বিধানগুলো পালনের বাধ্যবাধকতা অপসূত হয়ে গেল। হযরত 
শায়খ শরফুদ্দীন রে) এ ধরনের অমূলক ‘আকীদা ও বিভ্রান্তিকে অত্যন্ত জোরের 
সাথে প্রত্যাখ্যান করেছেন। এ বিষয়ের ওপর তীর কতিপয় “মকতৃবাত” 
(চিঠিপত্র)ও রয়েছে যেখানে তিনি পূর্ণ জোশ ও শক্তির সঙ্গে এটা প্রমাণ করেছেন 
যে, শরীয়তের প্রতি পূর্ণ আনুগত্য ও পাবন্দী শেষ নিশ্বাস ত্যাগের প্রাক-মুহূর্ত 
পর্যন্ত অন্ষু্ থাকে এবং কোন অবস্থাতেই ও কোন সময়েই শরীয়তের অবশ্য 
পালনীয় বিধানগুলো থেকে মানুষ অব্যাহতি পায় না। 
শরীয়তের পূর্ণ পাবন্দী সর্বাবস্থায় অপরিহার্য এক পত্রে তিনি লিখেছেন ৪ 
প্রিয় ভাই শামসুদ্দীন! অবগত হও যে, শয়তান কখনও কখনও সূফী ও 
আহলে রিয়াযতের ওপর এটা জাহির করে যে, পাপ পরিত্যাগের আসল 
উদ্দেশ্য হল প্রবৃত্তিজাত কামনা-বাসনা পরাভূত এবং মানবীয় দোষ-গুণ এতে 
পর্মদস্ত হয়ে যাবে এবং অন্য উদ্দেশ্য এই যে, আল্লাহ তা'আলার স্মরণ তার 
ওপর বিজয়ী হবে আর দিল্‌ হবে মানবীয় অন্ধকারাচ্ছন্্রতা ও যিকরে ইলাহীর 
প্রভাব থেকে মুক্ত, যার ফলে সে আল্লাহ্‌র মা'রিফতের হাকীকত লাভ 
করবে। শরীয়তের পাবন্দী পরিপূর্ণ মিলনের কা'বা গৃহে পৌছুবার একটি 
রাস্তা মাত্র। যে ব্যক্তি এই কা'বাগৃহে পৌছে গেছে, তার আবার রাস্তা, 
খোরাক কিংবা সওয়ারীর কী আবশ্যকতা থাকতে পারে? অতঃপর শয়তান 
এই দলকে বুঝাতে শুরু করে যে: যদি সে সালাত আদায় করে তবে তা তার 
জন্য অন্তরায় সৃষ্টি করবে। আর তা এজন্য যে, সে আল্লাহ্‌র সান্নিধ্য লাভে 
সক্ষম হয়েছে। এ সমস্ত লোক বলে যে, আমরা তো চিরন্তন মুশাহাদার 
মধ্যে অবস্থান করি এবং সালাত, রুকু ও সিজদার আসল উদ্দেশ্য এই যে, 
গাফিল দিল্‌ তথা মানুষের অলস অন্তর সর্বদা তীর উপস্থিতিতে আবিষ্ট 
থাকবে । আমরা এক মুহূর্তও গাফিল হই না, আধ্যাত্মিক জগতের সেই 
দৃশ্যমান বস্তু দেখি যা আধ্িয়ায়ে কিরামকে পবিত্র প্রতিবেশে দেখানো হয়। 
আমাদের আবার এ সব ‘ইবাদত-বন্দেগী ও শরীয়তের বিধি-বিধান 
১. আয়াতের সঠিক তাফসীর জানতে খ্যাতনামা মুফাসসিরদের তাফসীর দেখুন এখানে ইয়াকীন অর্থ 
মৃত্যু! 


২৫৮ সংগ্ৰামী সাধকদের ইতিহাস 


পালনের কী আবশ্যকতা থাকতে পারে? প্রকৃতপক্ষে এটা খোদ ইবলীসের 
অবস্থা ও তারই ঘটনার ন্যায়। সে তার নৈকট্যের পূর্ণতা দেখেছিল এবং 
বলেছিল যে, আদম (আ)- কে সিজদা করে কী লাভ? আদমের মর্যাদা তার 
তুলনায় কম; তাকে সিজদা করায় আমার কী ফায়দা হবে? আল্লাহ্‌ তা'আলা 
কুরআন মজীদে তার ঘটনা অলীক কাহিনী কিংবা উপন্যাস হিসেবে পেশ 
করেন নি, বরং সেইসব লোকের জন্য শিক্ষণীয় উপদেশ হিসেবে বিবৃত 
করেছেন যারা এ ধরনের শয়তানী বিভ্রান্তির শিকার । তারা যেন জানতে ও 
বুঝতে পারে যে, যে কোন মুকার্বাব নৈকট্যপ্রাণত) বান্দাহ্‌র পক্ষেও 
শরীয়তের আনুগত্য ব্যতিরেকে মুক্তির কোন উপায় নেই। যে সমস্ত বুযর্গানে 
দীন বলেছেন যে, শরীয়তের অনুসরণ আল্লাহ তা'আলা পর্যন্ত গৌছবার 
একটি সরল রাস্তা তাঁরা ঠিক ও সত্য কথাই বলেছেন। 


শরীয়তের স্থায়িত্বের গোপন রহস্য 

শয়তান এখানে একটি বিষয় এ দলের দৃষ্টি বহির্ভূত রেখেছে। সে তাদের 
[ও এটাই বিশ্বাস করিয়েছে যে, শরীয়তের উদ্দেশ্য হল শুধু আল্লাহ্র হুযুরী লাভ 
করা। আসলে এটা একটা ভ্রান্ত ধারণা। শরীয়তের উদ্দেশ্য এটা ব্যতিরেকে 
আরও আছে। দৃষটা্তস্বরূপ বলা যায়, পীচ ওয়াক্ত সালাত এমনই যে, যেমন কোন 
পরিপূর্ণ জানালায় পীচটি কীলক (পেরেক) মারা হয়েছে। যদি কীলকটি তা থেকে 
আলাদা হয়ে যায় তবে জানালাটি সন্পূর্ণতা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে, যেমনটি 
খোদ ইবলীস আল্লাহ্র বন্দেগী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। যদি কেউ বলে যে, 
এই পাঁচ ওয়াক্ত সালাত কী করে পাচটি কীলকের মত হবে যা সম্পূর্ণ জানালাটি 
আটকে রেখেছে? তার জবাব এই যে, তা চেনা মানুষের ক্ষমতার বাইরে। এটা 
বন্তুত এমনই যেমন বিভিন্ন জিনিস ও উষধপত্রাদির মিশ্রণ । বুদ্ধি এর কারণ 
নিরূপণে অক্ষম-যেমন চৃদ্বক পাথর কেন লোহাকে নিজের দিকে আকর্ষণ করে 
তা কেউ জানে না। 
একটি পরিপূর্ণ দৃষ্টান্ত 

শরীয়তের অবশ্য পালনীয় বিধি-বিধানসমূহ ও হুকুম-আহকামের পাবন্দীর 
মধ্যে কী হিকমত রয়েছে এবং তা মানুষের দীন ও ঈমান এবং স্বীয় সৃষ্টার সঙ্গে 
সম্পর্ক বহাল. রাখার ক্ষেত্রে কী পরিমাণ জরুরী-তার একটা প্রকৃত উদাহরণ 
দিতে গিয়ে তিনি বলেন $ 

এক ব্যক্তি পাহাড়ের চূড়ায় একটি প্রাসাদ (মহল) নির্মাণ করল। সেখানে সে 

বিভিন্ন প্রকারের ও বিভিন্ন কিসিমের নেমত-সামগ্রী জমা করল। যখন তার 


দীনের হিফাষত ও শরীয়তের সাহায্য-সমর্থন ২৫৯ 


" অন্তিম মুহুর্ত ঘনিয়ে এল-তখন সে তার ছেলেকে ওসিয়ত করল যে, তুমি 
.এই প্রসাদকে সংস্কার ও সংশোধনসহ সকল উপায়ে ব্যবহারে লাগাতে 
: পারবে। কিন্তু খোশরুদার একটি ঘাসের-একটি অংশ যা আমি পেছনে ছেড়ে 
যাচ্ছি- সেটি যদি শুকিয়েও যায় তবুও তা বাইরে ছুড়ে ফেলবে না। 
পাহাড়ের চূড়ায় যখন বসন্তের মৃদু হিল্লোল দেখা দিল, তখন পাহাড় ও 
প্রান্তর সবুজ শ্যামলিমায় ছেয়ে গেল; বহুবিধ সতেজ ও খোশবুদার ঘাসের 
জন্ম হল-যা সেই পুরনো ঘাসটির চেয়েও তরতাজা । এর ভেতর থেকে 
. অনেক ধরনের ঘাস ও ফুলই সেই প্রাসাদে এল যার খোশবু সারা মহলকে 
সুণন্ধিময় করে তুলল এবং তার সামনে উক্ত পুরনো শুকনো ঘাসের খোশবু 
মিইয়ে গেল। ছেলেটি মনে করল যে, আমার শ্রদ্ধেয় পিতা এই পুরনো 
খঘাসটি মহলে এজন্য রেখেছিলেন যে, তার খোশবু চতুর্দিকে ছড়িয়ে পড়বে 
এবং তার দ্বারা এই জায়গাটি খোশবুময় হয়ে উঠবে। এখন এই শুকনো 
ঘাসটি কোন্‌ কাজে আসবে? যে মুহুর্তে উল্লিখিত মহলটি এ ঘাস থেকে মুক্ত 
হয়ে গেল, তখনই একটি কালো সাপ গর্ত থেকে বেরিয়ে এল এবং 
ছেলেটিকে কামড়ে দিল। অমনি সঙ্গে সঙ্গে সে মৃত্যুর কোলে ঢলে পড়ল। 
এর পেছনে কারণ কী ছিল? ঘাসটির দু*টি উপকারিতা ছিল। প্রথমত, সে 
খোশবু দিত। দ্বিতীয়ত, তার ভেতর একটি উল্লেখযোগ্য গুণ এই ছিল যে, 
ঘাসটি যেখানেই থাকত, তার ধারে-কাছেও সাপ ঘেঁষতে সাহস পেত না! 
অর্থাৎ ঘাসটি ছিল সাপের প্রতিষেধক যা আর কেউ জানত না । ছেলেটি তার 
মেধাশক্তি ও প্রখর বুদ্ধিমত্তার জন্য গর্বিত ছিল। কিন্তু এ আয়াতের মর্মার্থ 
তার জানা ছিল না EES TNT or ot HTC (আর তোমাদের খুব 
অল্পই জ্ঞান দেওয়া হয়েছে) । সে তার জ্ঞান ও মেধার অহমিকায় মারা গেল । 
এভাবেই এই-কাশ্ফ ও কারামতের অধিকারী দল এই বিভ্রান্তির শিকার 
হয়েছে যে, শরীয়তের যে গোপন রহস্য ছিল তা তাদের সামনে উদ্ভাসিত 
হয়ে গেছে এবং এইগুলো ভিন্ন শরীয়তের আর কোন গুপ্ত রহস্য .নেই। অথচ 
এর চেয়ে বড় ভ্রান্তি আর কিছুই. হতে পারে না যা এ পথের পথিক 
'সালিক'দের সামনে কখনো কখনো দেখা দেয় এবং বহু লোকই এর শিকার 
হয়ে ধ্বংস হয়ে গেছে। এ সমস্ত লোক শরীয়তের একটিই উদ্দেশ্য ভেবে 
বসে আছে। অথচ এটা বুঝতে চেষ্টা করে নি যে, এর ভেতর অন্যান্য 
- গুপ্তভেদও রয়েছে। তারা এটাও খেয়াল করে নি যে, যদি অন্যান্য হিকমত 
.না থাকত তাহলে নবী করীম সাল্লাল্লাহু “আলায়হি ওয়া সাল্লামের এত 


২৬০ সংগ্রামী সাধকদের ইতিহাস 


সালাত আদায়ের কী দরকার ছিল যার কারণে তীর কদম মুবারক ফুলে 
যেত? তিনি একথা বলেন নি যে, এটা উন্মতের. ওপর ওয়াজিব- পয়গন্বরের 
ওপর নয় ।৯ 


“উলামা ও কামিল বুযর্ণগণের আদর্শ 
যেসব ‘উলামায়ে কিরাম, মাশায়িখ ও সুফী কামালিয়াতের দরজায় পৌছে 
গেছেন, তারা বুঝেছেন যে, শরীয়তের প্রত্যেকটি বাধ্য-বাধকতার তেতরই একটি 
রহস্য রয়েছে, যার সঙ্গে আখিরাতের মহাসৌভাগ্যও সম্পৃক্ত ও জড়িত। এমন কি 
এসব বুষর্গ নিজেদের শেষ নিঃশ্বাস ত্যাগের মুহূর্ত পর্যন্ত শরীয়তের আদবসমূহের 
মধ্যকার একটি আদবও ত্যাগ করেন নি। হযরত জুনায়দ বাগদাদী (র)-এর 
একজন খাদেম তাঁকে তীর ইন্তকালের সময় ওযূ করাচ্ছিল। সে দীড়ি খেলাল 
করাতে ভুলে যায়। তিনি তার হাত-পা চেপে ধরলেন যেন এ সুন্নতটিও ভালভাবে 
আদায় করা হয়। লোকেরা বলল ৪ “হযরত! এই মুহূর্তেও কি এতটুকু শিথিলতা 
উপেক্ষার যোগ্য নয়?” তিনি বললেন, “আমি আল্লাহ্‌ পর্যন্ত এর বরকতেই 
পৌছতে পেরেছি।” কামালিয়াতের অধিকারীদের এটাই ছিল রীতি ৷ ফেরেববাজ 
লোকেরা সত্রই ধোঁকায় পতিত হয়। যে বস্তুকে তারা দেখতে পায় না এবং যে 
বিষয় তাদের উপলব্ধিতে আসে না তাকেই তারা অস্তিত্বহীন মনে করেছে। 
মাগরিবের তিন এবং “ইশার চারি রাকাত; অতঃপর প্রতিটি রাকাতেই একটি করে 
রুকু" ও দু'টি করে সিজদা রয়েছে। এসবের ভেতর এমন এক রহস্য ও বৈশিষ্ট্য 
রয়েছে যার কামালিয়াত হাসিলের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রয়েছে-এবং ইস্তিকালের 
মুহূর্ত পর্যন্ত তা বাধ্যবাধকতা সহকারে মেনে চললে তার আছর ও প্রতিক্রিয়া 
জাহির হয়। যদি 'সালিক এসব ছেড়ে দেয় এবং দুনিয়া থেকে চলে যায় তাহলে 
সে আখিরাতে দেখতে পাবে নিজের ধ্বংস! সে সময় বলবে, হায়! আমার সে 
কামালিয়াতের কি হল? জবাব দেওয়া হবে, সে কামালিয়াতের তক্তায় কীলক 
ছিল না । ফলে মরণের সময় তা মূল থেকে উপড় গেছে, ঠিক তেমনি যেমন করে 
ইবলীসের তামাম কামালিয়াত একটি নাফরমানীর কারণেই মাটিতে মিশে গেছে। 
হযরত শায়খ শরফুদ্দীন (র) এ ব্যাপারে এত দৃঢ় বিশ্বাসী ও আপোসহীন 
ছিলেন যে, তিনি একটি পত্রে এই “আকীদাকে (শরীয়তের পাবন্দী বিশেষ হালতে 
ও মকামে জরুরী নয়) প্রত্যাখ্যান করত বলেন £ 


১, ১৮তম পত্র? 


দীনের হিফাযত ও শরীয়তের সাহায্য-সমর্থন ২৬১ 


ভুল এবং মুলহিদদের মাযহাব খারা বলে, যখন হাকীকত পর্যন্ত পৌছে 
পট হা গা সের মানা নাছ মনে তখন শরীয়তের হুন উঠে 
গেছে। এ ধরনের “আকীদা ও মাযহাবের উপর লা'নত ।* 


শরীয়তের শর্ভ 

. তিনি তামাম মুহাক্কিক সুফীর মত অত্যন্ত দৃঢ়তার সঙ্গে এই উক্তির সমর্থক ও. 

দাবিদার যে, সলুক ও তরীকত হাসিল করা শরীয়তের অনুসরণ ব্যতিরেকে সম্ভব 

নয়। এক পত্রে তিনি বলেন ৪8 . | 
যে ব্যক্তি তরীকতের ক্ষেত্রে শরীয়তের অনুসারী না হবে, তরীকতের ছারা 
তার কোন ফায়দা হাসিল হবে না । এটা মুলহিদদের মাযহাব যে, এগুলো 
একটি অন্যটির সহযোগিতা ব্যতিরেকেই চলতে পারে। তারা বলে যে, 
হাকীকত যখন প্রকাশ হয়ে গেছে তখন শরীয়তের আবশ্যকতা আর অবশিষ্ট 
রইল না । আল্লাহ্‌র লা'নত হোক এই ‘আকীদার ওপর ৷ বাতেনী ব্যতিরেকে 
জাহেরী মুনাফিকী ছাড়া আর কিছু নয়, ঠিক তেমনি জাহেরী (শরীয়ত) 
ব্যতিরেকে বাতেনী তেরীকত ও মা‘রিফত) পরিষ্কার কুফরী ছাড়া আর কিছুই 
নয়। জাহের (শরীয়ত) বাতেন তেরীকত) ব্যতিরেকে ক্রটিযুক্ত আর বাতেন 
জাহের ব্যতিরেকে এক ধরনের মস্তিষ্ক বিকৃতিরই নামান্তর! জাহের সব 
সময়ই বাতেনের সঙ্গে সম্পৃক্ত এবং জাহের (শরীয়ত) বাতেন (তরীকত, 
মা'রিফত ও হাকীকত-এর সঙ্গে এমন্ভাবে সম্পৃক্ত যে, তা কোনক্রমেই 
একটির থেকে অপরটি আলাদা হয় না ৯ 


মুহাম্মাদ (স)-এর পদাংক অনুসরণ ব্যতিরেকে গত্যন্তর নেই 

হযরত মাখদুম রে) মকতুবাতে অত্যন্ত আবেগ-উদ্দীপনার সঙ্গে এবং অত্যত্ত . 
আস্থা ও ইয়াকীনের সঙ্গে এ কথার তবলীগ করতেন যে, হুযুর আকরাম (সা.) 
যিনি রাব্বুল “আলামীনের মাহবুব বান্দাও বটেন, তীর পরিপূর্ণ অনুসরণ 
ব্যতিরেকে নাজাত লাভ সম্ভব নয়-সন্তব নয় হাকীকত পর্যন্ত উপনীত হওয়া কিংবা 
কামালিয়াত ও পারলৌকিক সৌভাগ্য লাভ করা। যেমন আল্লাহ্‌ তা'আলা 
বলেছেন ৪ 

EEE ০55৫5৭15851 He 21 এ 
বলুন (হে রসূল!) তোমরা যদি আল্লাহ্‌কে ভালবাস তবে আমাকে অনুসরণ 
কর, আল্লাহ্‌ তোমাদের ভালবাসবেন। [সূরা আলে-ইমরান $ ৩ ৪ ৩১] 


১. ২৬ তম পত্র ।'২. ২৬তম পত্র । 


২৬২ 7. সামী সাধকদের ইতিহাস. ূ 
কিরদৌসিয়া সিলদিনার প্রচার এবং এর কতিপর কেন | 

সামা সপ পর কনা সিলসিলা কওক উন্নতি 
- করেছিল তা কোন গন্থেই লিখিত আকারে দৃষ্টিগোচর হয় না! অতঃপর মাওলানা 
সুজাফকর বলখী ঠ্আদন? বন্দরে যিনি শায়িত) তীর স্থলাভিষিক্ত হন এবং 
বিহারের খানকাহতে এই সিলসিলা জারী হয় স্বীয় যুগে মাখদুম শাহ শু'আয়ব 
ফিরদৌসী ইবন মাখদূম জালাল মুনায়রী, যিনি মাখদুযুল মুল্ক (রা.)-এর 
চাচাতো ভাই__ মুঙ্গের জেলার শেখুপুরাতে খানকাহ কায়েম করেন, অতঃপর 


".. তার খান্দানের লোকদের দ্বারা অদ্যাবধি এই সিলসিলা সেখানে কায়েম আছে। : 


. আখদূম শাহ শু'আয়ব ফিরদৌসীর (বুষর্গানে ফিরদৌসিয়ার অবস্থা বর্ণনার) 
'মানাকিবুল আসফিয়া’ নামে একটি কিতাব. রয়েছে যা প্রকাশিত হয়েছে এবং 
বর্তমান গ্রন্থ লিখতে উক্ত কিতাবের বিশেষ সাহায্য নেওয়া হয়েছে। হযরত 
মাখদূম রে)-এর পর 'মুনায়র'-এ ফিরদৌসী সিলসিলার উন্নতি ঘটে। এর ভেতর 
তীর খান্দানের মাখদূম শাহ্‌ দৌলত মুনায়রী (মৃত্যু ১০১৭ হিজরী) অত্যন্ত মশহুর 
বুযর্গ ছিলেন। তীর একজন মুরীদ ও খলীফা আমানুল্লাহ সিদ্দিকী আসী সিন্দিলা 
কর্তৃক উত্তর প্রদেশ থেকে এ.সিলসিলা জারী হয় । সম্ভবত দশম শতাব্দীতে পাটনা 
জেলার মতেতাহাতে ফিরদৌসিয়া সিলসিলার একটি খানকাহ কায়েম হয়েছিল 
এবং অদ্যাবধি এ সিলসিলা জারী রয়েছে। বিহার প্রদেশে এমন কোন খানকাহ 
নেই যেখানে এই.সিলুসিলা নেই। মহীশূর রাজ্যের মিশমার ভাটকল নামক 
" মহন্লায়ও এই সিলসিলার খানকাহ আছে। ৮ 


হযরত মখদুম সাহেব (র)-এর দোহা ও হিন্দী ্রবাদ বাক্য 


বিহার ও ভার আশে-পাশে হযরত  মাখদুম (র)-এর বহু দোহা ও হিন্দী 
বাদ বাক্য সাধারণ্যে এখনো জনপ্রিয় এবং বহুনভাবে প্রচলিত । 


সাইয়েদ আবুল হাসান আলী নদভী 


সংগ্রামী সাধকদের ইতিহাস 


৪র্থ খণ্ড 
[মুজাদ্দিদে আল্ফে সানী (রহ)! 


অনুবাদ 
________ আর সাঈদ সহাম্মাদ ওমর আলী _.: 


(৮৮৫ 2%-6৮ (24) 
$১০4০৭%৮॥ 
2০০2 

০1100 ০৮১7-8-380)144 AL 
অুহাস্মদ ব্রার্দান্স 


৩৮, বাংলাবাজার, ঢাকা-১১০০ 


সংঘামী সাধকদের ইতিহাস-৪র্থ খন্ড 
[মুজাদ্দেদী আলফে সানী (রহ.)] 
মূল $ সাইয়েদ আবুল হাসান আলী 'নদভী (র) 
অনুবাদ £ আবূ সাঈদ মুহাম্মদ ওমর আলী (রহ.) 


প্রকাশকাল 
এপ্রিল, ২০১১ইং 


প্রকাশকঃ মুহাম্মদ আবদুর রউফ 
মুহাম্মদ ব্রাদার্স, ৩৮, বাংলা বাজার, ঢাকা-১১০০ 
সেলঃ ০১৯৭২৮৫৯৮৪৪ ০-০১৮২২৮০৬১৬৩ 


মুদ্বণে £ মেসার্স তাওয়াক্কাল প্রেস 
৬৬/১, নয়া পল্টন, ঢাকা-১০০০ 


প্রচ্ছদ 


ISBN: 984-622-026-4 


মূল্য £ ২৮০.০০ (দুইশত আশি) টাকা মাত্র। 


Shangrami Shadhakder Ttihash (Part Four] (Muzaddadi Alfe 
Sani): [History of Saviors of Islamic Spirit] written by Sayed 
Abul Hasan Ali Nadvi (Rh.) in Urdu and translated by Abu 
Sayed Muhammad Omr Ali (Rh.) into Bengali and published by 
Muhammad Abdur Rouf, Muhammad Brothers, 38, Bangla 
Bazar, Dhaka- 1100; Bangladesh. April, 2011. 

Price: Tk. 280.00 only. U.S.Dollar : 5.00 only. 


উত্স 


ইসলামের প্রচার ও প্রসারে ধারা চরম আত্মত্যাগের সম্মুখীন হয়েও 
বিন্দুমাত্র বিচলিত হননি, এ পথের সকল প্রতিকুলতাকে হাসিমুখে 
খারা সুকাবিলা করেছেন, 
অত্যাচারী জালিমের খড়গ-কৃপাণ ও বদ্ধ কারাণাচীর খাদের 
বিশ্বাসের ভিত্কে এক বিন্দুও টলাতে পারেনি, 
বিলাসী ও আয়েশী জীবন যাপনের শত সুযোগ থাকা সত্ত্বেও যারা 
নির্লোভ ও নির্মোহ জীবন যাপন করে মানুষের সামনে অনুপম আদর্শ 
স্থাপন করেছেন, 
পর্ণ কুটিরে বাস করে এবং অনাড়ন্বর পরিবেশে থেকেও খারা 
রেখেছেন, দুঃখী ও মজলুম মানুষের পাশে দাড়িয়ে তাদের হতাশ 
অন্তরে আশা-ভারসার প্রদীপ জ্বালিয়েছেন, 

তাদেরকে কাছে টেনেছেন, 

আপন করেছেন, 

রূহানিয়াতের প্রোজ্জল আলোকখারায় বারা পাপক্লিষ্ট ও পথভ্রষ্ট 
মানুষকে হিদায়াতের প্রশস্ত রাজপথে এনে দীড় করিয়েছেন, সেই 
সব জানা-অজানা মর্দে মু'মিন ও মর্দে মুজাহিদের পবিত্র রূহের 


-অনুবাদক 


অনুবাদকের আর্য 


আল্হামদুলিল্লাহ। ছুন্মা আল্হামদুলিল্লাহ্‌। পরম করুণাময় ও করুণা নিধানের অপার 
মেহেরবানীতে অবশেষে “তারীখে দাওয়াত ও 'আযীমত'-এর ৪র্থ খণ্ডের বাংলা তরজমা 
“সংগামী সাধকদের ইতিহাস” নামে প্রকাশিত হল। এজন্য আমি সর্বপ্রথম সরুল কর্মের 
নিয়ামক পরম করুণাময় আল্লাহ্‌ রাব্বুল “আলামীনের দরবারে শত সহস্র কোটি হাম্দ ও 
শোকর পেশ করছি, পেশ করছি তীরাই মহান দরবারে বিনীত সিজ্দা। অযূত সালাত ও 
সালাম প্রিয় নবী সাইয়েদুল মুরসালীন খাতিমুন-নাবিয়্টান, শাফী“উল মুযনিবীন, 
রাহ্মাতুর্লিল-“আলামীন মুহাম্মাদুর রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু ‘আলায়হি ওয়া সালামের প্রতি যাহার 
ওসীলায় আমরা হেদায়েত রূপ অমূল্য সম্পদ লাভে ধন্য হয়েছি, গৌরবাধিত হয়েছি। সেই 
সাথে উন্মাহাতু'ল-মু'মিনীন, আহলে বায়ত, সাহাবায়ে কিরাম, তাবি'ঈন ও তাবা তাবি'ঈন, 
মুফাসসিরীন, মুহাদ্দিছীন, ফুকাহায়ে ইজাম ও আওলিয়ায়ে কিরামের উদ্দেশ্যে অসংখ্য 
. সালাম পেশ করছি যাঁদের অপরিসীম ত্যাগ ও সাধনায় ইসলাম অবিকৃতরূপে আমাদের 
কাছে পৌছেছে। 


প্তারীখে দাওয়াত ও ‘আযীমত" নামটি “সংগ্রামী সাধকদের ইতিহাস” পাঠকের 
কাছে নতুন নয়। ইতোমধ্যে এ সিরিজের তিনটি খণ্ড পাঠকের হাতে পৌছেছে। বর্তমান 
খণ্ডটি সিরিজের ৪র্থ পুস্তক যা এখন পাঠকের হাতে । বর্তমান খণ্ডে ইসলামী রেনেসীর 
অগ্নিপুরুষ হিজরী দ্বিতীয় সহম্বাব্দের মুজাদ্দিদ “মুজাদ্দিদ আল্ফে ছানী” নামে পরিচিত 
মর্দে মু'মিন ও মর্দে মুজাহিদ ইমামে রব্বানী শায়খ আহমদ ফারূকী সরহিন্দী (র)-র 
সংগ্রাম ও সাধনাবহল অমর জীবনেতিহাস স্থান পেয়েছে। এ সিরিজের সর্বশেষ অর্থাৎ 
পঞ্চম খণ্ডটি উপমহাদেশের আরেক কীর্তিমান পুরুষ মর্দে মু'মিন হযরত শাহ ওয়ালিয়্যুপ্লাহ 
মুহাদ্দিছ দেহলভী (র)-র জীবনী ও তীর খান্দানের কর্মবহুল ইতিহাস স্থান পেয়েছে। 
আল্লাহ্র রহমত এবং পাঠক মহলের দো'আ পেলে আল্লাহ চাহে তো সিরিজের এই 
সর্বশেষ খণ্ডটিও সত্বর পাঠকের হাতে তুলে দিতে সক্ষম হব। 


সিরিজের তিনটি খণ্ড হাতে পাবার পর পাঠক চতুর্থ খণ্ডটি হাতে পাবার জন্য অধীর 
ভাবে অপেক্ষা করতে থাকেন এবং আমাদের ওপর তাকীদের মাত্রা বৃদ্ধি পেতে থাকে। 
কিনতু নানা কারণেই আমার পক্ষে সেই তাকীদের প্রতি যথাযোগ্য সম্মান প্রদর্শন সম্ভব 
হয়নি। এজন্য আমি আমার সন্মানিত পাঠকমহলের কাছে বিনীত ক্ষমাপ্রার্থী । সবচে’ বেশী 
তাকীদ ছিল এই সিরিজের সর্বাধিক গুণথাহী অধমের পীর ভাই মাওলানা আবদুর রহীম 


সাইয়েদ আবুল হাসান আলী নদভী রহমাতুল্লাহি “আলায়হির প্রতি তার অপরিমেয় শ্রদ্ধা ও 


ছয় 


ও মুজাদ্দিদবর্গের তেজোদ্দীপ্ত জীবনী তুলে ধরেছেন তিনি এ সব গ্রন্থে। মুসলিম 
জাহানে তীর এই সিরিজটি সৰ্বজনস্বীকৃত ও প্রশংসিত । বিশ্বের কয়েকটি ভাষায় 
এগুলোর তরজমা হয়েছে। বাংলাদেশী মুসলিম সমাজের উদ্দেশ্যে ইসলামিক 
ফাউণ্ডেশন বাংলাদেশ কর্তৃক “ইসলামী রেনেসার অগ্রপথিক' নামে উক্ত সিরিজের 
তিনটি খণ্ডের অনুবাদ এ পর্যন্ত প্রকাশিত হয় ও বিপুল জনপ্রিয়তা লাভ করে। কিন্তু 
সুদীর্ঘ এক যুগ যাবত প্রকাশিত এ সব খণ্ডের আর কোন সংস্করণ মুদ্রিত না হওয়ায় 
আগ্রহী পাঠকের এঁকান্তিক অনুরোধে আল্লামা নদভী লিখিত পুস্তকাদির তরজমা ও 
প্রকাশের অনুমতিত্রাপ্ত প্রতিষ্ঠান “মজলিস নাশরিয়াত-ই- ইসলাম”-এর সংগে 
আমরা যোগাযোগ করি। “মজলিস নাশরিয়াত-ই- ইসলাম” কর্তৃপক্ষ আমাদের 
আগ্রহে সাড়া দিয়ে শর্তসাপেক্ষে এ সিরিজগুলো প্রকাশের অনুমতি দেন। ইতিমধ্যে 
এ সিরিজের তিনটি খণ্ড পাঠকের হাতে পৌঁছেছে। চতুর্থ খণ্ডে ইসলামী রেনেসীর 
পরিচিত মর্দে মুমিন ও মুজাহিদ ইমামে রব্বানী শায়খ আহমদ ফারূকী রে) -এর 
সংগ্রাম ও সাধনাবহুল অমর ইতিহাস স্থান পেয়েছে। সিরিজের পঞ্চম খণ্ডটি 
উপমহাদেশের আরেক কীর্তিমান পুরুষ মর্দে মু'মিন হযরত শাহ ওয়ালীউল্লাহ 
দেহলভী (র)-এর জীবনী ও খান্দানের কর্মবহুল ইতিহাস স্থান পেয়েছে। অতি সত্তর 
পঞ্চম খণ্ডটিও পাঠকের হাতে ভুলে দিতে পারব ইন্শাআল্লাহ্‌ 

এক্ষণে যেই আগ্রহী পাঠকের স্বার্থে আমরা এই দুরুহ কাজে হাত দিয়েছি 
তাদের প্রয়োজন পূরণে এ প্রয়াস সফল হলে আমাদের শ্রম সার্থক মনে করব। 
আল্লাহ্‌ পাক আমাদের এ প্রয়াস নাযাতের ওসীলা বানান এবং এ প্রয়াস কবুল করুন 
এটাই আমাদের মুনাজাত । 


প্রকাশক 


প্রকাশকের কথা 


ইসলাম একটি বিশ্বজনীন জীবন-দর্শন। অবস্থা, পারিপার্থিকতা ও পরিবেশের 
প্রেক্ষাপটে উদ্ভূত যাবতীয় সমস্যার সুন্দর ও নিখুঁৎ সমাধান রয়েছে ইসলামে । জীবন. 
প্রবাহের স্রোতধারায় ইসলামের অনুশাসনমালা এক কালজয়ী আদর্শরূপে স্বীকৃত । 
অভ্যুদয়ের যুগ থেকে আজ পর্যন্ত বহু মনীষী ও আল্লাহ্‌ওয়ালা এর প্রচার ও সংরক্ষণে 
দিয়েছেন সীমাহীন কুরবানী ৷ আমরা তাঁদের জীবনের কতটুকুই বা জানি? 

আমরা সমাজের মূল স্রোতধারার সংস্কারক শক্তির কথা বেমালুম ভুলে যাই। 
যে সব মানব হিতৈথীবর্ তাদের প্রজ্ঞা, দূরদর্শিতা ও অভিজ্ঞতালন্ধ জ্ঞানের মাধ্যমে 
সমাজের হিত সাধন করে গেছেন, কুসংক্কারাচ্ছন্ন সমাজকে দান করেছেন এক সুষ্ঠ 
অবকাঠামো, মানবতার উত্তরণ ঘটিয়ে সৌহার্দ্য পূর্ণ ও পারস্পরিক সম্প্রীতির ডোরে 
আবদ্ধ করেছেন মানব সমাজকে- তীরা রয়েছেন ইতিহাসের পাতায় অনুল্পেখ্য। 
আজ মানুষ সচেতন হয়েছে অনেকটা । রাজ-দণ্ডযুণ্ডের অধিকারীরা আজ 
দিশেহারা ৷ জ্ঞানরাজ্যে বিচরণকারীদের সংস্পর্শে এসে সে স্বস্তির নিঃশ্বাস ফেলতে 
চায়। যুগধর্ম ও পরিবেশের এই জরুরী মুহুর্তে সংস্কারক ব্যক্তিত্সমূহকে স্থায়ী 
আসনে সমাসীন করার জন্য যে সব মনীষী ও চিন্তাবিদ তাদের ক্ষুরধার লেখনী নিয়ে 
কলমী জিহাদের বিস্তীর্ণ ময়দানে অবতীর্ণ হয়েছেন, উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ 
‘আলিম, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষক ও লেখক আল্লামা সায়্যিদ আবুল হাসান 
আলী নদভী ছিলেন তাদের অন্যতম । 
.  লাখনৌ-এর 'জামা“আতে দা“ওয়াত-ই-ইসলাহ ও তাবলীগ’ যুগ-জিজ্ঞাসার 
প্রেক্ষাপটে সপ্তাহব্যাপী এক সেমিনারের আয়োজন করেছিল ১৩৭২ হিজরীর 
মুহাররম মাসে ।.এর আলোচ্য বিষয়ের শিরোনাম ছিল, “সংস্কার ক্কার ও পুনর্জাগরণের 
ইতিহাস এবং উক্ত ইতিহাসের গুরুত্বপূর্ণ ব্যক্তিত ৷” জনাব আল্লামা নদী উক্ত 
বিষয়ের ওপর নিবন্ধ পেশ করে এক নতুন ধারায় লেখনী পরিচালনার প্রেরণা লাভ 
করেন। এরপর আল্লাহ্র রহমত ও প্রাণাত্তকর সাধনাকে সম্বল করে “তারীখে 
দা'ওয়াত ও 'আযীমত' নামে সিরিজ পুস্তক প্রণয়নে হাত দেন এবং হযরত ওমর 
ইবনে “আবদুল “আযীয রে) থেকে তিনি এর সিলসিলা আরম্ভ করেন ।'এ পর্যায়ে 
তিনি পীচটি গ্রন্থ রচনা করেন। মুসলিম জাহানের স্বনামধন্য ‘আলিম, মর্দে মুমিন 


(অট) 


শায়খ আহমদ সরহিন্দী (র)-র প্রতি গভীর অনুরাগ ও আকর্ষণের প্রমাণ বহন করে। অধম 
এজন্য তীর কাছে অন্তহীন কৃতজ্ঞতা প্রকাশ করছে এবং এই নেককাজের জন্য পরম 
করুণাময়ের দরবারে যদি অধমের কিছু মাত্র আজর ও ছওয়াব প্রাপ্য হয়ে থাকে তবে 
তাকেও আমি এতে শরীক করতে চাই । 


বর্তমান খণ্ডটি সর্বপ্রথম অনুবাদকের হাতে আসে আমার মুহতারাম শায়খ ও রূহানী 
মুরববী ‘আল্লামা সাইয়েদ আবুল হাসান আলী নদভী (র)-র প্রথম বাংলাদেশ সফরকালে। 
১৯৮৪ সালের ১৪ই মার্চ তারিখে তিনি এটি আমাকে ও মাওলানা মুহীউদ্দীন খান 
সাহেবকে হাদিয়া করেন। গ্রন্থের ইনার পৃষ্ঠায় হযরতের স্বহস্ত লিখিত স্বাক্ষর আজও 
বর্তমান । এরপর হযরত (র)-এর অনেকগুলো বই অনুবাদক কর্তৃক অনুদিত হয়ে বেরিয়ে 
আসে এবং সেগুলো পাঠক মহলে ব্যাপক জনপ্রিয়তা পায়। বর্তমান খণ্ডের তরজমার ' 
কাজে আমি হাত দিয়েছিলাম অনেক আগেই এবং একটা উল্লেখযোগ্য অংশের তরজমা 
করেছিলাম আমার শায়খ-এর মুবারক খেদমত ও সুহবতে থেকে পবিত্র মাহে রমযানে 
দাইরায়ে শাহ “আলামুগ্লাহ্‌য়। তারপরও এর বিলম্বের পেছনে দায়ী অন্য কতকগুলো 
কারণের সঙ্গে গ্রন্থের ৫ম ও ষ্ঠ পরিচ্ছেদের তরজমায় পারিভাষিক ও বিষয়বস্তুর 
জটিলতা । আমার পক্ষে যতটা সম্ভব এই জটিলতা কাটিয়ে উঠতে চেষ্টা করেছি। এরপর 
উষ্ঠ পরিচ্ছেদের ২২০ পৃষ্ঠার "মুজাদ্দিদ আল্ফে ছানীর অবদান” শীর্ষক সাবহেডিং থেকে 
২২৮ নং পৃষ্ঠার ১ম প্যারা পর্যন্ত তরজমার ক্ষেত্রে ব্যাপক সমস্যার সম্মুখীন হই। এজন্য 
আমাকে দীর্ঘদিন অপেক্ষা করতে হয় । অবশেষে হযরত হাফেজ্জী হুযুর (র)-এর 
কনিষ্ঠতম খলীফাবেফাকুল মাদারিসের পরীক্ষা নিয়ন্ত্রক বিশিষ্ট লেখক ও গবেষক আমার 
পরম শ্রদ্ধাতাজন মাওলানা ইসমাঈল সাহেবের দো.বা.) দ্বারস্থ হই। তিনি এই জটিল 
সমস্যা সমাধানে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আমাকে যেভাবে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ 
করেছেন তার তুলনা নেই। আল্লাহ পাক তীর নেক হায়াত বৃদ্ধি করুন এবং তীর মুবারক 
সোহবত থেকে আমাদেরকে ফায়দা হাসিলের তৌফিক দিন । প্রিয়ভাজন মাওলানা আবদুর 
রাষ্যাক নদভীর প্রতি কৃতজ্ঞতা রইল যিনি মূল লেখকের ভূমিকা অংশটুকু তরজমা করে 
আমাকে অনুগ্রহ করেছেন। 


পরিশেষে পাঠক সমীপে বিনীত নিবেদন, বইটি ১ম সংস্করণ থেকে অনুদিত হয়েছে। 
দ্বিতীয়ত, বেশ কিছু ফারসী উদ্ধৃতির তরজমা এতে দেওয়া সম্ভব হয় নি। আল্লাহ যদি 
তৌফীক দেন তবে দ্বিতীয় সংস্করণে এগুলোর প্রতি নজর দেওয়া হবে । বইটি মুহাম্মদ 
্াদার্সের যিশ্মাদার বন্ধুবর অধ্যাপক মুহাম্মদ আব্দুর রউফ সাহেবের বদান্যতায় প্রকাশিত 
হচ্ছে। এর প্রকাশে বিভিন্ন পর্যায়ে খারা অনস্বীকার্য ভূমিকা পালন করেছেন তাদের জন্য 
দো'আ করছি। এতদসঙ্গে দোআ করছি, আল্লাহ পাক বই-এর মূল গ্রন্থকার আল্লামা নদভী 
ডি এবং অধমকে তাঁর স্নেহ ছায়ায় কবুল করুন। 

[| 


"অনুবাদক 


লেখকের কথা 


আনুমানিক ১৯৩৫-৩৬ এর কথা৷ আমার মুহ্তারাম মুরব্বী ও শ্রদ্ধেয় বড় 
ভাই ডাক্তার হাকীম মাওলানা সায়্যিদ আবদুল আলী (সাবেক নাজেম, নদওয়াতুল 
ওলামা) মরহুম আমাকে ইমামে রব্বানী মুজাদ্দিদে আল্ফে ছানীর মকভূবাত 
পেত্রাবলী) অধ্যয়ন করার পরামর্শ দেন। আমার বয়স তখন ২২/২৩ এর বেশী হবে 
না । সবেমাত্র নদওয়াতুল ওলামায় অধ্যাপনার দায়িত্বে নিয়োজিত হয়েছি। মারেফত 
ও হাকীকত সম্পর্কিত বিষয়াবলীর অধ্যয়ন সম্পর্কে ছিলাম সম্পূর্ণ অপরিচিত । 
তাসাওউফ ও আধ্যাত্মিক পথের পরিভাষা সম্পর্কে ছিলাম সম্পূর্ণ অজ্ঞ, মন-মস্তিফের 
ওপর প্রতিষ্ঠিত ছিল সাহিত্য (বিশেষভাবে আরবী সাহিত্য) ও ইতিহাসের রাজত্ব 
মিসর ও বৈরুতের উন্নত প্রেস ঝকঝকে ছাপা গ্রস্থাবলী পাঠে ছিলাম অভ্যস্ত 
আমার শ্রদ্ধেয় বড় ভাই- যৌর স্নেহের আঁচলে আমি লালিত এবং তরবিয়তের 
কোলে বড় হয়েছিলাম) আমার এ অবস্থা সম্পর্কে খুব ওয়াকিফহাল ছিলেন 
তারপরও আল্লামা ইকবালের ভাষায় £ 

“যে ঘরের তুমি প্রদীপ, তার রুচি ও স্বভাব তোমার জানা” । কারণ কম পক্ষে 
তিন বছর থেকে হযরত মুজাদ্দিদ আল্ফে ছানী ও শাহ্‌ ওয়ালী উল্লাহ্‌ দেহলভী 
(র.)-এর খান্দানের সাথে আমাদের খান্দানের চিন্তা-চেতনা ও আধ্যাত্মিকতার ধারা 
চলে আসছে। আমাদের ঘরে ওয়ালিদ মুহতারামের সংরক্ষিত গ্রন্থ ভাণ্ডারে দিল্লীর 
আহমদী প্রেসে ছাপা মকতুবাতের নোসখা বিদ্যমান ছিল যা তিন খণ্ডে সম্পূর্ণ ছিল। 
ভাই সাহেবের নির্দেশে তা'লীমের লক্ষ্যে উক্ত মকতৃবাত অধ্যয়নে মনোনিবেশ 
করি। এর মাঝে একবার আমি হিম্মত হারিয়ে ফেলি এবং কিতাব রেখে দেই। 
পত্রাবলীতে সমস্যা বেশি হয় যা তিনি তার শায়খ হযরত খাজা বাকীবিল্লাহ রে)-এর 
নামে লেখেন। এবং তিনি তীর অন্তরে যেসব চিন্তা-ভাবনার উন্মেষ ঘটে সে সবের 
বিবরণ পেশ করেন। কিন্তু ভাই সাহেবের পক্ষ থেকে বার বার তাকীদ ও নির্দেশ 
আসতে থাকে যে, আমি যেন যে কোন মূল্যে মকতৃবাত (পত্রাবলী), শাহ ওয়ালী 
উল্লাহ্‌ (র.)-এর ইযালাতুল খিফা, সাইয়েদ আহমদ শহীদ রে.)-এর সীরাতে 
সুস্তাকীম এবং শাহ ইসমাঈল শহীদের মানসাবে নবুওয়াত অধ্যয়ন করে ফেলি! 

অবশেষে সাহসে কোমর বেঁধে এ সাত-সাগর পাড়ি দেয়ার জন্য প্রস্তুত হয়ে 
গেলাম । অভিমান ও আত্মমর্ধাদাবোধ নাড়া দিতে লাগলো যে, অত্যন্ত সেহশীল 
ভাইয়ের নির্দেশ পালন করতে পারছি না এবং এক বরকতপূর্ণ গ্রন্থের অধ্যয়ন করা 


দেশ) 


থেকে বঞ্চিত থেকে যাচ্ছি, যুগ যুগ ধরে উলামা-মাশায়েখ যাকে রক্ষা-কবচ 
বানিয়ে রেখেছেন! এরপর আল্লাহ পাকের করুণা ও তাওফীক সঙ্গী হলো । গ্রন্থ 
অধ্যয়নে যতই অগ্রসর হতে লাগলাম ততই ভাল লাগতে লাগলো, নিজের 
সাধ্যানুপাতে গ্রন্থ হৃদয় স্পর্শ করতে লাগলো, ধীরে ধীরে এ গ্রন্থের আঁচলে আবদ্ধ 
হয়ে গেলাম । ফলে এর অধ্যয়নে এত বেশী স্বাদ ও তৃপ্তি অনুভব করতে লাগলাম 
যা কোন নামি-দামী সাহিত্য কর্মে মেলা দুঙ্কর । যুগটি আমার জীবনের জন্য নায়ুক 
ও টার্নিং পয়েন্ট ছিল। কঠিন মানসিক সংঘাত ও বড় ধরনের পরীক্ষা চলছে। এমন 
জটিল মুহূর্তে এ মকতুবাত পূর্ণাঙ্গ পথ প্রদর্শনের ভূমিকা রাখে। খুব স্পষ্টভাবে 
অনুভব করতে পারছিলাম যে, আমার অন্তর প্রশান্তি ও তৃপ্তিতে কানায় কানায় পূর্ণ 
বরং নেশাগ্রন্থ হয়ে পড়েছি। যতটুকু মনে পড়ে, এমন প্রশান্তি ইতিপূর্বে আর 
কখনও অনুভব করিনি । এ (অধ্যয়ন) সফর সৌভাগ্যক্রমে নিতান্ত আনুগত্যের মধ্য 
দিয়ে শুরু হয় যেখানে (বড় ভাই-এর) নির্দেশ পালন ও আত্মমর্যাদাবোধের জববা 
ক্রিয়াশীল ছিল, কিন্তু তা অত্যন্ত আনন্দ ও তৃপ্তির সাথে সমাপ্ত হয়। 

এর কিছুদিন পর এ লক্ষ্যে দ্বিতীয়বার মকতুবাত অধ্যয়ন আরম্ভ করি যে, এতে 
বিক্ষিপ্ত ও বার বার আলোচিত বিষয়গুলোকে ভিন্ন ভিন্ন শিরনামের অধীনে একত্রিত 
করা যায় কিনা। এ জন্য কিতাবের বিষয়বস্তুর একটি ইনডেক্স তৈরি করে কাজ 
আরম্ভ করি উদাহরণস্বরূপ নির্ভেজাল তাওহীদের ও শিরকের কথা কোথায় কোথায় 
আলোচিত হয়েছে। মকতুবাতের নম্বরের উদ্ৃতিসহ পৃষ্ঠাসমূহ এক স্থানে নোট 
করে নিই ৷ নবুওয়াত রিসালাত-এর আলোচনা কোথায় কোথায় এসেছে, সুন্নত ও 
বিদআত সম্পর্কে কোন মকতৃবাতে আলোকপাত করা হয়েছে এবং এ আলোচনা 
কত স্থানে হয়েছে যে, বিদ‘আতে হাসানার কোন অস্তিত্ব কোথাও নেই, ওয়াহদাতুল 
ওজুদ ও ওয়াহদাতুশ শুহুদ সম্পর্কে কোন কোন মকতুবাতে আলোচনা করা 
হয়েছে, নিরেট বুদ্ধিবৃত্তিক ও নির্ভেজাল কাশ্ফ সম্পর্কে গবেষণামূলক আলোচনা 
কোথায় হয়েছে। যা হোক এক সপ্তাহ মেহনতের পর এ সূচী ও তালিকা প্রস্তুতের 
পর্ব শেষ প্রান্তে এসে যায় এবং এ তালিকা মকতুবাতের তেতরই রেখে দেই যে, 
এর সাহায্যে মকতৃবাতের ভিন্ন ভিন্ন বিক্ষিপ্ত বিষয়গুলো পৃথক পৃথক শিরনামের 
অধীনে একত্র করা সম্ভব হবে। কিন্তু কে যেন এ মকতুবাত পাঠ করার জন্য নিয়ে . 
আর ফেরত আনেনি । মকতুবাতের নোসখার (যার বিকল্প পাওয়া তো সম্ভব ছিল 
বিধায় এত আফসোস হয়নি, কিন্তু অত্যন্ত কঠিন পরিশ্রমের পর যে সূচীটি তৈরি 
করা হয়েছিল তার (যার বিকল্প পাওয়া সম্ভব ছিল না) জন্য খুব আফসোস হয়। যা 
হোক আল্লাহ পাকের সিদ্ধান্তই বলবত হয়। | 

বছর কয়েক পর আনুমানিক ৪৫-৪৬ এর কথা হবে, মকতুবাতকে বিষয় 
ভিত্তিক সংকলন ও বিন্যাস করার পরিকল্পনা মনে আসে । লক্ষ্য মকতুবাতকে 


(এগার) 


নববিন্যাসে পরিচয়সহ উপস্থাপন করা যদ্ধারা নতুন প্রজন্ম ও আধুনিক চিন্তা-চেতনা 
ও মন-মানসিকতার শিক্ষিত যুবকরা উপকৃত হতে পারে এবং তাদের মধ্যে 
মকতুবাত পাঠে আগ্রহ জন্মে এবং এর মাধ্যমে মুজাদ্দিদ আল্‌ফে ছানী (র)-এর 
সংস্কার কর্মের বিশাল অবদান ও তীর প্রকৃত মর্যাদা ফুটে ওঠে । তাই এই গুরুত্বের 
ভিত্তিতে কাজ শুরু করা যে, প্রথমে নির্বাচিত মকতুবাতসমূহের ওপর একটি 
সংক্ষিপ্ত ভূমিকার অবতারণা করা যাতে সংক্ষেপে এ সবের কেন্দ্রীয় চিন্তা ও মূল 
কথা এসে যায় যা একই শিরনামের অধীনে সন্নিবেশিত হয়েছে এবং সমগ্র 
মকতুবাতে বিক্ষিপ্ত আকারে ছড়িয়ে আছে। অতঃপর অর্থের ধারা অনুযায়ী 
মকতুবাতের নির্বাচিত অংশসমূহ পেশ করা, একদিকে ফারসী (মূল) মকতুবাত, 
অপর দিকে তার উর্দু তরজমা । অতঃপর টিকার মাধ্যমে কঠিন শব্দ বিশ্লেষণ এবং 
মকতুবাতে বর্ণিত হাদীসসমূহের রেফারেল ও উৎস গ্রন্থের উল্লেখ করা । এরপর 
মুসলিম উম্মাহর নির্ভরযোগ্য মান্যবর উলামা ও বিজ্ঞ-ইসলামী ক্কলারদের 
সমর্থনমূলক বক্তব্য পেশ করা । মোটকথা, সবকিছু মিলে এ কাজের পরিধি ছিল 
বিরাট বিস্তীর্ণ । আর এ কাজে এত অধিক দিকের প্রতি লক্ষ্য রাখার প্রয়োজন ছিল 
যে, আমার মত একজন অল্প বয়স্ক যুবকের পক্ষে তাবলীগ, অধ্যাপনা ও লেখনীর 
তিন গলিতেই বিচরণ যার আঞ্জাম দেয়া ছিল একটি দুরূহ কাজ । ফল এই দীড়াল, 
তাওহীদ-রিসালাত ও নবুওয়াতের মনযিল পর্যন্ত পৌছার পর বিভিন্নমুখী-কাজের 
ঝামেলা এত বেড়ে যায় যে, আর এ কাজটি করার অবকাশ দেয়নি। কিন্তু যতটুকু 
কাজ হয়েছিল, তাও ছিল অত্যন্ত মূল্যবান ও উপকারী ৷ বন্ধুবর মাওলানা মনযুর 
নু'মানী তাঁর সম্পাদিত পত্রিকা “আল-ফুরকানে ৬৬-৬৭ হিঃ মুতাবিক ৪৭-৪৮. 
ইংরেজীতে চার কিস্তিতে তা প্রকাশ করেন। এই ধারাবাহিকতায় ছেদ পড়ার 
কয়েক বছর পর যখন তারীখে দাওয়াত ও আযীমত (সংগ্রামী সাধকদের ইতিহাস) 
সিরিজের কাজ আরম্ভ করি তখন মরুতুবাতের নতুন বিন্যাস ও খেদমতের পরিবর্তে 
অন্তরে মুজাদ্দিদ (রহ.)-এর স্বতন্ত্র জীবনী লেখার আগ্রহ জন্মে। তারীখে দাওয়াত 
ও আযীমতের তৃতীয় খণ্ড অষ্টম শতাব্দীর ভারতবর্ষের দুই মহান আধ্যাত্মিক 
পথ-প্রদর্শক ও ওলীকুল শিরমণি হযরত খাজা নিজামুদ্দীন আওলিয়া রেহ.) ও 
মাখদুমুল মুলক হযরত শায়খ শরফুদ্দীন ইয়াহইয়া মুনায়রী (রহ.) জীবনী ও 
পরিচিত সম্বলিত ছিল, আত্মপ্রকাশ করে। এরপর মুজাদ্দিদ আল্ফে ছানী 
(রহ.)-এর জীবনী লেখা জরুরী হয়ে যায় যদ্বারা উক্ত সিরিজের চতুর্থ খণ্ড 
শোভামপ্তিত হবে। বিভিন্ন কারণে মুজাদ্দিদ (রহ.)-এর ইনকিলাবী যুগ এবং সমস্যা 
ও সংকট পরিপূর্ণ মুহূর্তের অবস্থা সম্মুখে আসা প্রয়োজন এবং বর্তমান সময়ে 
হযরত মুজাদ্দিদ (রহ.)-এর কর্মপন্থা ও পদ্ধতি সম্পর্কে আলোকপাত করা এবং 
জনসম্মুখে তা তুলে ধরা অত্যন্ত জরুরী হয়ে পড়েছে। কারণ, আজকাল যে কোন 


(বার) 


দীনী কাজের সূচনা ক্ষণেই রাষ্ট্রীয় শক্তি ও ক্ষমতাকে নিজের প্রতিপক্ষ সাব্যস্ত করে 
নেওয়া হয়, যা অন্য যুগে দৃষ্টিগোচর হয় না। তাই আমাদের সবার জানা দরকার 
যে, মুজাদ্দিদ (রহ.)-এর সেই কর্মপন্থা কী ছিল যদ্বারা সহায়-সম্বলহীন এক ফকীর 
এক নিভৃত খানকায় বসে দেশ ও সালতানাত ও রাষ্ট্রীয় ক্ষমতার গতিধারা বদলিয়ে 
দিতে সক্ষম হন। সর্বপ্রথম আমার সম্মানিত বড় ভাই সাহেবের মজলিসী 
আলোচনায় এ বাস্তবতা উপলব্ধি হয়। অতঃপর হযরত মানাজির আহসান গিলানী 
(রহ.)-এর এক পান্ডিত্যপূর্ণ ্রবন্ধ-পাঠে এ বিষয়ে অবহিত হই যা তিনি মাসিক 
আল-ফুরকানের মুজাদ্দিদ সংখ্যার জন্য প্রস্তুত করেছিলেন। আমি নিজেও বহুবার 
আমার আরবী বক্তৃতায় এই বাস্তবতা সম্পর্কে স্পষ্ট ভাষায় আলোকপাত করি! এতে 
করে মুজাদ্দিদ (রহ.)-এর কর্মপন্থা সম্পর্কে আমার বিশ্বাস ও তৃত্তি বৃদ্ধি পেতে 
থাকলো । কিন্তু যখন পূর্ণাঙ্গ স্বতন্ত্র জীবনী রচনার চিন্তা করলাম, তখন দু'টি বিষয় এ 
পথে প্রতিবন্ধক হয়ে দাড়ালো, প্রথম বিষয়টি হলো, মুজাদ্দিদ (রহ.)-এর জীবনী 
লিখতে গেলে ওয়াহদাতুল ওহুদ ও ওয়াহদাতুশ শুহুদ এর দর্শন ও মতবাদের 
আলোচনা-পর্যালোচনা ও এর ব্যাখ্যা এবং এর ওপর দলীল-প্রমাণ উপস্থাপনা ও 
সমালোচনা । অতঃপর দ্বিতীয়টিকে প্রাধান্য দান এবং এই মতবাদের যৌক্তিকতা 
প্রমাণ করা ছাড়া সম্মুখে অগ্রসর হওয়া সম্ভব ছিল না। 

কিন্তু যখন এর বিশালতার কথা অন্তরে আসে তখন হিন্মতহারা হয়ে পড়ি 
একথা ভেবে যে, এ বিষয়ে এত বিশালকায় লাইব্রেরী প্রস্তুত হয়ে গেছে যার 
সার-সংক্ষেপ ও নির্বাচিত অংশ পেশ করাও ছিল জটিল ও দুরূহ কাজ। 

দ্বিতীয়ত, সেই সব সুক্ষ দার্শনিক আলোচনা ও ভূমিকা, পরিভাষা সমূহে বুঝা 
ছাড়া এ বিষয়ে কলম ধরা ছিল অসম্ভব । সবকথার পর এই বিষয়টি ছিল আমলী 
তথা ব্যবহারিক এবং আধ্যাত্মিক রুচি ও নিজের অভিজ্ঞতা ও অনুভূতির ওপর 
প্রতিষ্ঠিত-- লেখক যে পথে চলেনি। সেই সাথে বিরাট সংখ্যক পাঠক শুধু এ 
বিষয়ে অজ্ঞই নয় যার সাথে সম্পর্ক রাখতেও অপ্রস্তুত । ফলে বুঝতে পারছিলাম না 
যে, এ সাগর কীভাবে পাড়ি দেওয়া সম্ভব হবে? আর যদি জীবনীগ্রন্থে, এই বিষয়ে 
আলোকপাত না করা হয় (অনেকের ধারণা মতে হযরত মুজাদ্দিদ (রহ.)-এর 
আসল ময়দান ও তীর রেঁনেসা কর্মের রহস্য এখানেই নিহিত) তাহলে তীর পূর্ণাঙ্গ 
জীবন-চরিত রচনা কীভাবে সম্ভব হতে পারে? দ্বিতীয় যে বিষয়টি লেখকের কলমের 
গতি রোধ করে ফেলে এবং সন্মুখে অগ্রসর হওয়ার পথে অন্তরায় হয়ে দাড়ায়, 
তাহলো এই যে, এ বিষয়ে অর্থাৎ মুজাদ্দিদ আল্‌ফে ছানী রে)-এর ওপর এত বেশী 
লেখা-লেখি হয়েছে যে, লেখকের জন্য এত নতুন কিছু সংযোজন করা ও নতুন 
গ্রন্থ রচনা করার বৈধতার যৌক্তিকতা প্রমাণ করা ছিল দুঃসাধ্য । অত্যন্ত 
চিন্তা-ভাবনা করে এই সব সমস্যার সমাধান । 


€তের) 


এইভাবে চিন্তা করা হলো যে, 14 এ,= 414 4,০১৬ “অর্থাৎ সম্পূর্ণ অর্জন 
সম্ভব না হলেও আংশিক অর্জন পরিত্যাগ ঠিক নয়” এ নীতির ভিত্তিতে বিষয়টি 
শায়খ আকবরের বিদ্যাঙ্গনের কোন নির্ভরযোগ্য পণ্ডিত ও নির্ভরশীল ব্যাখ্যাতা এবং 
স্বয়ং মকতুবাতের সাহায্যে পাঠকের সামনে এমনভাবে পেশ করা যায়, যদ্বারা এ 
দৃষ্টিভঙ্গি সম্পর্কে তারা ধারণা পেতে ও জ্ঞান লাভ করতে সক্ষম হন। কিন্তু যাদের 
সাহস ও আগ্রহ আছে তীরা বরাতগ্রস্থ ও মৌলিক উৎসের প্রতি প্রত্যাবর্তন করতে 
পারেন অথবা এ বিষয়ে বিশেষ পণ্ডিত ও অভিজ্ঞ নাবিকদের সহযোগিতা গ্রহণ 
করতে পারেন যারা এই বিষয়ে গভীর জ্ঞান ও রুচির অধিকারী । আর এদের সংখ্যা 
খুবই কম। 

আর দ্বিতীয় সমস্যার ক্ষেত্রে আল্লামা ইকবাল রে.)-এর কবিতা আমাকে পথ 
প্রদর্শন করে এবং লেখকের সীমাবদ্ধ লেখালেখির অভিজ্ঞতাও তার সমর্থন করে ও 
সাক্ষ্য-প্রমাণ জোগাড় করে । 

Lol ০৫১১১ ৯১১৯৮ ১১০৯০0০৮৮০০ ০৬ সিল ০৬ 


অর্থাৎ হযরত মুজাদ্দিদ রেহ.) সম্পর্কে হাজীর কাজ হবার পরও আজও অনেক 
কিছুই অবশিষ্ট রয়ে গিয়েছে এবং অনেক কিছুই লেখা সম্ভব। 
এরপর ভাষা-রীতি, প্রশ্ন ও অবস্থাদি, মান ও মুল্যায়ন, ব্যাখ্যা-বিশ্লেষণ, 
বুঝানোর ধরন ও প্রকৃতি পরিবর্তনের কারণে অনেক সময় রচিত গ্রন্থের অবস্থা 
এমন হয় যে, মনে হয় যেন অন্য কোন ভাষায় এটি লেখা হয়েছে এবং এখন এর 
অনুবাদ প্রয়োজন। এরপর ভূমিকা ও ঘটনাবলী থেকে ফলাফল বের করা এবং 
কারণ ও ফলাফলের মাঝে সম্পর্ক তৈরি করা । বর্তমান যুগের অবস্থার ওপর 
উপযোগী করার পদ্ধতিও সব লেখকের ভিন্ন হয়ে থাকে । লেখকের অন্তর সাক্ষ্য 
দিচ্ছিল যে, যদি এ কাজ নিষ্ঠা ও মেহনতের সাথে করা হয় তাহলে গ্রন্থটি শুধু 
-- 'উপকারীই হবে না বরং হিজরী চৌদ্দ শতকের শেষ প্রান্তে এবং পনের শতকের 
জন্য (যা গ্রন্থ প্রকাশের অব্যহতি পরেই আরম্ভ হতে যাচ্ছে) একটি মুল্যায়নযোগ্য ও 
সঞ্জীবনী শক্তিসম্পন্ন পয়গাম হবে এবং আল্লাহ পাকের একজন নিষ্ঠাবান ও প্রিয় 
বান্দার এমন কর্মপ্রচেষ্টার রোয়েদাদ তৈরি হয়ে যাবে যে কর্ম তিনি অত্যন্ত নিরবে 
এবং বিনয় ও নমৃতার সাথে আঞ্জাম দেন, অথচ তার প্রভাব এক সহস্রাব্দ অতিক্রম 
করে দ্বিতীয় সহস্রাব্দে আলফেছানী) বিস্তার লাভ করেছিল । আমাদের এ যুগের 
জন্যও (যার যমীন ও আসমান বাহ্যত বদলে গেছে) রয়েছে যার উপদেশ ও 
নসীহত। 
অধম লেখকের কলব ও কলম উভয় আল্লাহ পাকের দরবারে সিজদাবনত এবং 
কৃতজ্ঞতা ও প্রশংসায় সিক্ত যে, আঠারো বছরের সুদীর্ঘ বিরতির পর আবার তারীখে 


(চৌদ্দ) 


দাওয়াত ও আযীমতের চতুর্থ খণ্ড লেখার তাওফীবপ্রাপ্ত হচ্ছি। এ বিরতি এত দীর্ঘ 
হয়ে গিয়েছিল যে, লেখক আশংকা বোধ করছিল যে, না জানি মৃত্যুর পয়গাম এসে 
যায় এবং এ গুরুত্বপূর্ণ সিলসিলা (সিরিজ লেখকের গ্রস্থাবলীর মধ্যে আল্লাহ যাকে 
বিশেষ জনপ্রিয়তা দান করেছেন) অসম্পূর্ণ থেকে যায় । চতুর্থ খণ্ড যেহেতু এমন 
এক মহান সংস্কারকের জীবনী সম্বলিত যার দীনী সংস্কার-কর্ম একদিকে এমন 
খ্যাতি ও জনপ্রিয়তা অর্জন করেছে যা দাওয়াত ও সংস্কারের ইতিহাসের কারো 
ভাগ্যে লিখিত হয়নি যে, মুজাদ্দিদে আলুফে ছানী (দ্বিতীয় সহস্রাব্দের সংস্কারক) 
তীর নামের স্থলাভিষিক্ত হয়ে গিয়েছে। অনেক শিক্ষিত লোকও তাঁর নামের চেয়ে 
তারা লকবের (উপনাম) সাথে পরিচিত বেশি। অপর দিকে তীর সংস্কার 
কর্ম-প্রচেষ্টা এমন সফলতা অর্জন করেছে এবং যার প্রকাশ্য-অপ্রকাশ্য এমন অনন্য 
ফলাফল প্রকাশিত হয় যে, রেঁনেসা ও সংস্কার প্রচেষ্টা এবং ইসলামী দাওয়াতের 
ইতিহাসে উদাহরণ মেলা ভার । ফলে নিজের অন্তরেই এ সিরিজ শেষ করার এক 
অদম্য আকর্ষণ ছিল এবং এআথে সিরিজের ভক্ত পাঠকদের বছরের পর বছরের 
দাবি ও পীড়া-পীড়িও ছিল যে, যে কোন মূল্যে এই কাজটি দ্রুত সম্পন্ন করে ফেলা 
হোক, বরং অনেক দূরদর্শী ও রুচিশীল ঘনিষ্ঠ জন ও বুযুগের্র এ দাবীও ছিল যে, 
বর্তমান সমস্ত লেখা ও অন্যান্য কাজ স্থগিত রেখে যেন অগ্রাধিকারের ভিত্তিতে এ 
সিরিজের কাজটি আগে শেষ করে ফেলি। 
কিন্তু এ কাজটি যত সহজ মনে করা হচ্ছিল তত সহজ ছিল না। কারণ 
আধুনিক যুগের দাবী, আধুনিক, মন-মস্তিফ ও গবেষণার আধুনিক মানদণ্ড অনুযায়ী 
এতটুকু যথেষ্ট ছিল না যে, মুজাদ্দিদের ওপর লিখিত জীবনী গ্রন্থ ও ইতিহাসের 
বিদ্যমান উপকরণ ও উপাত্ত একটু মামুলী নির্বাচন ও পরিমার্জন সংক্ষিপ্তাকারে 
উপস্থাপন করলেই কাজ হয়ে যাবে। মুজাদ্দিদ সাহেব যে যুগে ও পরিবেশে স্বীয় 
রেঁনেসা কর্ম আঞ্জাম দিয়ে ছিলেন তার ওপর তাত্বিক, এঁতিহাসিক, চিন্তাগত ও 
রাজনৈতিক, নৈতিক ও সামাজিক, আকিদাগত ও কালাম শাস্ত্রীয় পদ্ধতির 
এঁতিহাসিক পর্যালোচনা পেশ করা জরুরী । সে সময় কোন 
আন্দোলন কর্মতৎপর ছিল, হিন্দুস্থান ও তার প্রতিবেশী দেশগুলোতে কোন ধরনের 
মানসিক ও ধর্মীয় অস্থিরতা বিদ্যমান ছিল, ইসলাম ও ইসলামী শরীয়তের বিরুদ্ধে 
পণ্ডিত ও বুদ্ধিজীবী মহলে বিদ্রোহের কি কি প্রভাব পরিলক্ষিত হচ্ছিল, কি ষড়যন্ত্রে 
প্রস্তুতি চলছিল ইসলামের ইতিহাসে এক সহস্রাব্দীর পূর্ণ হবার কাছাকাছি এ 
মুহূর্তটাতে, উৎসাহদীপ্ত ভাগ্য পরীক্ষাকামীদের অন্তরে কি কি ধরনের 
আশা-আকাংখার প্রদীপ প্রজ্জলিত করে দিয়েছিলো এবং সন্দেহবাদী অস্থির অন্তরে 
কি কি সন্দেহ সৃষ্টি করেছিল। এক দিকে দর্শন ও বুদ্ধিবৃত্তিক জ্ঞান, অন্যদিকে 
প্রেটোনিক ও বাতেনী মতবাদ নবুওয়াত ও রিসালাতের মহত্ব ও মর্যাদাকে খাটো 


পেনের) 


করার এবং রিয়াযতও, মুজাহাদা ও আত্মহননকে মারেফতে ইলাহী ও আল্লাহ্‌ প্রাপ্তি, 
মুক্তি ও দর্জী বুলন্দীর জন্য যথেষ্ট মনে করার মতো কেমন ফেতনা সৃষ্টি করা. 
হয়েছিল, ওয়াহদাতুল ওজুদের মত চরমপন্থী আকীদা কিভাবে স্বাধীন ও বাধা 
বন্ধনহীন বরং ধর্মদ্রোহিতা ও আল্লাহ্‌দ্রোহিতার পথ উন্মুক্ত করে দিয়েছিল? 

সুন্নত ও শরীয়তের গুরুত্ব শুধু স্বল্প সংখ্যক প্রাজ্ঞ উলামায়ে কিরাম ও হাদীসের 
ব্যাখ্যার মধ্যে সীমাবদ্ধ হয়ে গিয়েছিল এবং বেশির ভাগ ক্ষেত্রে বিভিন্ন ধরনের 
বিদআত খোলাখুলি ভাবে এবং কোন কোন সময় 'বিদআতে হাসানাপ্র নামে ও 
লেবাসে গোটা সমাজ এবং মুসলমানদের ব্যবহারিক জীবনকে “গ্রাস করে 
ফেলেছিল । কেউ এ বিদআতে হাসানার বিরুদ্ধে আওয়াজ খুলন্দ করতে সাহস 
পাচ্ছিল না। সবচে’ বড় বিষয় এই ছিল যে, মুসলিম বিশ্বের সবচে’ ২য় বৃহত্তম 
সাম্রাজ্য এবং এখানে বসবাসরত বিস্তৃত মুসলিম সমাজের গতি কতকগুলো নিজস্ব 
কুচি ও প্রবণতা, ব্যক্তি স্বার্থ বাইরের প্রভাব ও মনগড়া রাজনৈতিক স্বার্থ-সুবিধার 
ফলে দীনে হিজাধীর সাথে সম্পৃক্ততা, নবুওতে মুহাম্মাদীর আনুগত্য, ইসলামী 
তাহযীবের প্রতিনিধিত্ব করা থেকে বিচ্যুত হয়ে ভারতীয় দর্শন ও হিন্দুস্তানী 
সভ্যতা-সংক্কৃতি এবং ভারতীয় ধর্মের দিকে ফেরানো হচ্ছিল। এ ষড়যন্ত্র ও 
চক্রান্তকে সফল করার জন্য সে যুগের কিছু প্রখর মেধাবী ও যোগ্যতর ব্যক্তি 
শামিল ছিল এবং “নুতন যুগ নুতন আইন, নুতন সহস্রান্দ ও নতুন নেতৃত্বের” 
স্লোগান উচ্চারিত হচ্ছিল। 

এ অবস্থা কিভাবে পরিবর্তনের চেষ্টা করা হয়েছে, এর জন্য কি কর্মপন্থা 
অবলম্বন করা হয়েছে, এতে কি পরিমাণ সফলতা অর্জিত হয়েছে, অতঃপর এক 
নিভৃত কোণে বসে কিভাবে তিনি মানুষকে আকষর্ণ করেন ও মানুষ গঠন ও 
আধ্যাতিক সংশোধন ও প্রশিক্ষণের এমন কাজ আঞ্জাম দেন যার ফলে এমন সব 
ক্ষর্মবীর তৈরি হয় যারা হিন্দুস্তানের বিভিন্ন কেন্দ্রীয় অঞ্চলে বসে, এরপর 
আফগানিস্তান তুকিস্তান, অতঃপর শাম, ইরাক, তুকী ও হেজায অঞ্চলে ছড়িয়ে পড়ে 
আল্লাহ্‌র হুকুমাত কায়েমের জোর আন্দোলন, আল্লাহ্র বাণী (কালিমাতুল্লাহ) বুলন্দ 
করার প্রচেষ্টা, মুর্দা সুন্নাত যিন্দাহ, শরীয়তের সাহায্য এবং বিদআত প্রতিহত করার 
আজিমুশ্বান কাজ সম্পাদন করেন, ওয়াহদাতুল ওজুদ-এর চরমপন্থী প্রবক্তা ও 
বল্লাহীন সুফীদের প্রভাব মুক্ত করেছেন। সংক্ষেপে বলা যায়, তিনি আল্লাহ্‌ অন্বেষণ, 
শরীয়তের প্রতি শ্রদ্ধাবোধের সিংগা ফুকে দেন। কমসে কম তিন শতাব্দী পর্যন্ত 
এক বিশাল কাজ এমন সাহস, হিন্মত ও প্রচণ্ড ইচ্ছা শক্তির সঙ্গে ও নিবেদিত হয়ে 
সন্মুখে এগিয়ে নিয়ে যান যে, সমগ্র ইসলামী বিশ্বে তিনি দৃষ্টিগোচর হতে থাকেন 
এবং এ সুদীর্ঘ শতাব্দী তারই রূহানী ও ইলমী নেতৃত্বের শতাব্দী বলার যোগ্য হয়। 
তীর বিশ্ব জোড়া প্রভাব দেখে বাস্তবদর্ী মানুষ এ কথা বলতে বাধ্য হন ৪ 


(ৰোল) 


“পৃথিবীকে আবার উজ্জীবিত করে তুললেন একজন মরদে খোদা ৷” 

এ ধারাবাহিকতায় আরও দুটি বিষয় লক্ষ্য করার মত ছিল। একটি ছিল এই 
যে, মুজাদ্দিদ (র.)-এর যুগের বাদশাহ আকবরের যুগের*অবস্থা বর্ণনা করতে শুধু 
সুল্লা আব্দুল কাদের বদায়ুনীর মুস্তাখাবুত তাওয়ারীখ এবং সকল এঁতিহাসিক বরাত 
গ্রন্থের উপর সীমাবদ্ধ না থাকা যা বিশেষ দীনী আবেশ অথবা একটি বিশেষ 
দৃষ্টিকোণ বহন করে এবং আকবরী যুগের অন্ধকার থেকে অন্ধকার চিত্র পেশ 
করতে অভ্যস্ত, বরং সে ক্ষেত্রে এসব নিরপেক্ষ লেখক অথবা আকবরের রাজসভার 
এসব কলমধারীর লেখা ও বর্ণনা থেকে উপাত্ত-সংহ করা হয়েছে যারা শুধু যে 
আকবর বিরোধী ছিলেন না তাই নয় বরং তারা তীর প্রবক্তা এবং তাঁর চিন্তা ও 
দর্শনের প্রবক্তা, তীর সাগ্রাজ্যের আইন ও আল্লাহপ্রদ্ত প্রতিভার স্বীকৃতিদাতা প্রচারক 
ছিল। সেই সাথে সেই ধারাবাহিক পরিবর্তনের এতিহাসিক ও বিচক্ষণতাপূর্ণ 
পর্যালোচনা করা প্রয়োজন যা জাহাঙ্গীরের যুগ থেকে শুরু হয়ে আলমগীরের যুগে 
এসে পূর্ণতা লাভ করে। এ ব্যাপারেও সুজাদ্দিদিয়া খান্দানের লেখকদের বিবরণ ও 
তার প্রতি অতি সুধারণী পোষণকারী এঁতিহাসিকদের সাক্ষ্যের পরিবর্তে নিরপেক্ষ 
হিন্দস্তানী এতিহাসিকদের গ্রস্থাবলী থেকে তথ্য-উপাত্ত সংগ্রহ করার প্রতি গুরুত্ব 
আরোপ করা হয়েছে এবং এ সবের আলোকে এ দাবীর প্রমাণ পেশ করা হয়েছে। 

এ ছাড়া এরও প্রয়োজন ছিল চতুর্দশ শতাব্দী ধরে হিন্দুস্তান ও হিন্দুস্তানের বাইরে 
মুজাদ্দিদ (র) এক তার যুগ সম্পর্কে উর্দু ও ইংরেজী ভাষায় যে সব খ্রস্থা রচনা করা 
হয়েছে যাতে অনেক প্রসিদ্ধ ও সর্বজনস্বীকৃত অনেক বিষয়কে চ্যালেঞ্জও করা 
হয়েছে, অনেক নতুন নতুন প্রশ্ন উথাপন করা হয়েছে, বাস্তবতা ও প্রাপ্ত তথ্যের 
ভিত্তিতে সম্পূর্ণ মনগড়া এক ভিন্ন চিত্র পেশ করার চেষ্টা করা হয়েছে (যা সেই 
সমুজ্জ্বল ও উদ্ভাসিত চিত্র থেকে ভিন্ন যা আজ পর্যন্ত উপস্থাপন করা হচ্ছে) এ গ্রন্থে 
এ সব বিষয়ের প্রতিও দৃষ্টিপাত করা প্রয়োজন। যদিও সেসব দাবীর উল্লেখ না 
করেও এমনভাবে তা খণ্ডন করা দরকার যদ্বারা মুজাদ্দিদ (র.)-এর এ নতুন 
জীবনীগ্রন্থে তার অবদানের পর্যালোচনায় অজান্তেই এসব গ্রন্থের উত্তর ও তাদের 
দাবী ও অভিযোগসমূহের খণ্ডন হয়ে যায়। 

নিজের কঠিন ব্যস্ততা, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সফর ও স্বাস্থ্যগত দুর্বলতা 
এবং সহযোগিতাকারীর অভাব সত্তেও চেষ্টা করা হয়েছে যে, তারীখে দাওয়াত ও 
আযীমাত-এর এ খণ্ডে যা হযরত মুজাদ্দিদ আল্ফে ছানী রে)-এর খেদমত ও 
অবদান সম্পর্কে রচিত, এতে যেন কিছু নতুন তত্ব ও তথ্যের সমাবেশ ঘটে আজও 
পর্যন্ত যার ওপর কোন গবেষণা কর্ম পরিচালিত হয়নি এবং এমন কিছু গুরুত্বপূর্ণ 
অনুসন্ধানী ফলাফল, তেমন একক কর্ম ও চিন্তার আহ্বানসহ এ খণ্ডটি আত্মপ্রকাশ 


সৈতের) 


করুক যান্বারা আমরা এ যুগের দাবীসমূহ পুর্ণ করতে পারি এবং সমাগত ১৫ দশ 
শতাব্দীকে স্বাগত জানাতে (বিভিন্ন মুসলিম জনপদ যার স্বাগতম জানিয়েছে) 
সহযোগিতা নিতে পারি ] সবশেষে এর স্বীকৃতি ও কৃতজ্ঞতাও জরুরী যে, মুজাদ্দিদ 
খান্দানের শাখাসমূহের এবং মুজাদ্দদী সিলসিলার বড় বড় মাশায়েখ সম্পর্কে 
সম্মানীয় হযরত মাওলানা আবুল হাসান খায়দ ফারূকী মুজান্দিদী সাহেব (প্রিয় পুত্র 
হযরত শাহ আবুল খায়ের মুজাদ্দেদী)-এর কাছ থেকে এমন সব মুল্যবান তথ্য 
পাওয়া সম্ভব হয়েছে যা বাহ্যত অন্য কোন মাধ্যমে সংগ্রহ করা দুক্ষর ছিল। অত্যন্ত 
চিত্তে তীর ব্যক্তিগত সংগ্রহ ভাণ্ডার থেকে কিছু প্রয়োজনীয় পাণ্ডুলিপি ও উপকারী 
তথ্য প্রদান করে এ থেকে উপকৃত হবার সুযোগ দানে ধন্য করেন। গ্রন্থকার ড. 
নাজির আহমাদ (আলিগড় মুসলিম ইউনিভার্সিটি)- এর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ 
করছে। 


২৬ জুমাদাল-উলা ১৪০০ হি, দাইরায়ে শাহ আলামুল্লাহ 
১৩ এপ্রিল ১৯৮০ খ্রি 


সুচী 


প্রথম অধ্যায় 
হযরত মুজাদ্দিদ আল্ফে ছানী (র) 
হিজরী দশম শতাব্দীতে মুসলিম বিশ্ব 


দশম শতাব্দীর এতিহাসিক অধ্যয়নের গুরুত্ব % ১ 
রাজনৈতিক অবস্থা # ২ 

ধর্মীয় ও আধ্যাত্মিক অবস্থা ক ৬ 

জ্ঞান রাজ্যের অবস্থা # ১৪ 

মানসিক অস্থিরতা এবং আকীদার ক্ষেত্রে বিক্ষিপ্ত চিন্তা # ১৯ 
অস্থিরতা ও বিক্ষিগুচিত্ততার কারণ % ৩১ 

দ্বিতীয় সহস্রান্দ সম্পর্কে ভ্রান্ত ধারণা # ৩৩ 


দ্বিতীয় অধ্যায় 
আকবরের শাসনামল এবং তার পরস্পর বিরোধী শাসনকাল 


সম্রাট আকবরের ধর্মীয় ও মযহাবী জীবন % ৪৩ 

বিভিন্ন ধর্মের মাঝে তুলনা ও গবেষণা, বিতর্ক সভা এবং এর প্রভাব-প্রতিক্রিয়া # ৫০ 
আকবরের মেযাজ পরিবর্তন, দরবারের আলিম-উলামা ও সাজের পদস্থ কর্মকর্তাদের দায়িত্ব 7৫৫ 
দরবারী আলিম-উলামা %ু ৫৬ 

সাম্রাজ্যের অমাত্য-এবং দরবারের উপদেষ্টাবর্ণ # ৬১ 

মোল্লা মুবারক ও তীর দুই পুত্র ফৈধী ও আবুল ফযল +% ৬২ 

রাজপুত রাণীদের প্রভাব + ৭০ 

ইজতিহাদ ও ইমামতনামা % ৭১ 

এক নজরে রাজকীয় ঘোষণা # ৭২ 

মাখদুযুল মুলক এবং সদরুস সুদূর-এর পতন # ৭৪ 

আল্‌ফে ছানীর প্রস্তুতি এবং দীনে ইলাহীর প্রচলন 4 ৭৪ 

সম্রাট আকবরের ধর্মীয় ও মেযাজগত বিকৃতি এবং এর চূড়ান্ত পরিণতি #% ৭৬ 
অগ্নি পূজা # ৭৭ 

সূৰ্য পুজা % ৭৭ 


গঙ্গাজল 7 ৭৭ 

চিত্রাংকন # ৭৮ 

ইবাদতের ওয়াক্ত # ৭৮ 
সিজদা-ই-তা‘জীমী বা সন্মানসূচক সিজদা # ৭৮ 
বায়'আত ও ইরশাদ # ৭৮ 

সাক্ষাতের আদব # ৭৯ 

হিজরী সন ও তারিখের প্রতি ঘৃণা # ৭৯ 
অনৈস্ললায়ী পালা-পর্বণ ও আনন্দ উৎসব % ৭৯ 
যাকাত আদায় না করতে রাষ্ট্রীয় ফরমান % ৮০ 
হিন্দুরা একতৃবাদী % ৮১ 

শুকর 7৮১ 

মদ্য পান 7৮১ 

হিন্দু প্রথা % ৮২ 

ইলাহী সনের প্রচলন + ৮২ 

দীন ইসলামের প্রতি অবজ্ঞা প্রদর্শন % ৮২ 

ইসরা ও মি'রাজ নিয়ে ঠাট্টা-বিদ্বপ % ৮৩ 

মকাম-ই নবুওতের প্রতি অবজ্ঞা প্রদর্শন # ৮৩ 

নববী নামের অহংবোধ ও কষ্ট অনুভব % ৮৩ 
নামাযের রুকনসমুহের অবমাননা ও ঠা্টা-বিদ্রুপ % ৮৪ 
ভারতবর্ষের মুসলিম ইতিহাসের সঙ্গীন ও বিপজ্জনক মোড় # ৮৪ 


তৃতীয় অধ্যায় 
হযরত মুজাদ্দিদ আল্ফ-ই ছানী রে.) 
জীবন কাহিনী £ জন্ম থেকে খিলাফত প্রাপ্তি পর্যন্ত 


খান্দান # ৮৭ 

হযরত মাখদূম শায়খ আবদুল আহাদ % ৯২ 

জন্ম ও অন্যান্য অবস্থা 

জন্ম ও শিক্ষা # ৯৬ 

সুনুক-এ প্রশিক্ষণ ও পরিপূর্ণতা লাভ এবং হযরত খাজা বাকী বিল্লাহ্র হাতে বায়'আত গ্রহ % ৯৮ 

হযরত শায়খ আবদুল বাকী নকশবন্দী দেহলভী (খাজা বাকী বিল্লাহ) % ১০১ 
বায়'আত ও পূর্ণতা প্ৰাপ্তি % ১০৫ 

হযরত মুজান্দিদ-এর উচ্চতর মরতবা সম্পর্কে হযরত খাজা (র)-র মৌখিক সাক্ষ্য ১০৮ 


(একুশ) 


চতুর্থ অধ্যায় 
গুরুত্বপূর্ণ ঘটনাবলী, অবস্থা, হেদায়েত, তা*লীম ও 
তরবিয়তী তৎপরতা এবং ওফাত 


সরহিন্দে অবস্থান # ১০৯ 

লাহোর সফর # ১১০ 

দাওয়াত ও তাবলীগ, হেদায়েত ও ভরবিয়তের বিস্মৃত ব্যবস্থাপনা এবং তথ্প্রতি ধাবমান 
ব্যাপক জনস্রোত % ১১১ 

সমকালীন সম্রাট জাহাঙ্গীরের আচরণ ও দৃষ্টিভঙ্গি # ১১৩ 

গোয়ালিয়রে দুর্গে বন্দী হবার কারণ সমূহ 2 ১১৬ 
গোয়ালিয়র দুর্গে নজরবন্দী % ১১৮ 

গোয়ালিয়র কারাভ্যস্তরে সুন্নতে-ই যুসুফ (আ) পালন # ১১৯ 

বন্দী জীবনের নে'আমত ও স্বাদ # ১২০ 

শাহী সৈন্য ও রাজকীয় সাহচর্ষে অবস্থান এবং এর প্রভাব ও বরকত 4 ১২২ 
জাহাঙ্গীরের উপর মুজান্দিদের প্রভাব % ১২৫ 
আচার-অভ্যাস ও দৈনন্দিন কর্মসুচী # ১২৯ 

হুলিয়া মুবারক (চেহারা ও আকৃতি বর্ণনা) % ১৩৫ 

সন্তান-সন্ততি % ১৩৫ 


পঞ্চম অধ্যায় 
হযরত মুজাদ্দিদ-এর 'সংক্ষার ও পুর্নজাগরণমূলক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু 


হযরত মুজাদ্দিদ-এর আসল সংস্কার ও পুর্নজাগরণমূলক কর্মকাণ্ড বা অবদান কি ছিল? # ১৩৯ 
নবৃওতে মুহাম্মদীর চিরন্তনতা ও প্রয়োজনীয়তার ওপর আস্থা পুর্নবহাল # ১৪২ 

আধ্যাত্মিক ও বুদ্ধিবৃত্তিক জ্ঞানের সীমাবদ্ধতা # ১৪৫ 

কিছু মৌলিক গ্রশ্নমালা ও তার জওয়াব + ১৪৭ 

অবিমিশ্ৰ যুক্তিবুদ্ধি ও নির্ভেজাল কাশুফ তেন্ায়তাপূর্ণ প্রেরণা)-এর সমালোচনা + ১৪৭ 
বুদধিবৃত্তির সীমাবদ্ধতা এবং সার্বভৌম সৃষ্টার জ্ঞান % ১৫৩ 

আল্লাহ্‌র পরিচয়ের ক্ষেত্রে গ্রীক দার্শনিকদের নিরুদ্ধিতা % ১৫৪ 

জ্ঞান বা বুদ্ধিবৃত্তি দীনী হাকীকত অনুধাবনের বেলায় যথেষ্ট নয় + ১৬০ 

নবৃওতের রীতি-পদ্ধতি চিন্তা-ভাবনার রীতি-পদ্ধতির উর্ধে # ১৬১ 

বুদ্ধি নির্ভেজাল ও অবিষিশ্র হওয়া সম্ভব নয় এবং তা এশী সত্য অনুধাবনের জন্য (চাই কি 
তার নব্য- প্লেটোবাদী ও আত্মশুদ্ধির সহায়তা লাভ ঘটুক) উপকারী নয় #% ১৬২ 

নব্য গ্রেটোবাদী ও (মরমীবাদী) আত্মার পরিশুদ্ধি % ১৬৫ 

শারখু'ল-ইশরাক (Master 01 7107775707) শিহাবুদ্দীন সুহ্রাওয়া্দী (মাকতুল) % ১৬৭ 


বোইশ) | “ 


কাশৃফে ভেজাল # ১৭০ 

দার্শনিক এবং আ্বিয়া-ই কিরাম (আ.)-এর শিক্ষার মধ্যে সংঘাত ও বৈপরিত্য #৪ ১৭১ 
নবৃওত ব্যতিরেকে প্রকৃত আত্মশুদ্ধি সম্ভব নয় % ১৭৪ ” 
নবী প্রেরণের আবশ্যকতা # ১৭৪ 

এঁশী জ্ঞান ও নবুণ্তত % ১৭৫ 

আহ্বিয়া-ই কিরামের মারফতেই আল্লাহ্‌র পরিচয় লাভ ঘটে % ১৭৬ 

ঈমানের সঠিক স্তর বিন্যাস (সহীহ তরতীব) % ১৭৬ 

আহিয়া-ই কিরামের রিসালত অমান্য কারিগণ যুক্তিবাদী5৭৭ 

আধিয়া-ই কিরামের শিক্ষাপালকে স্বীয় জ্ঞান-বুদ্ধির অধীনে আনয়ন নবুওত অস্বীকৃতির নামান্তর 7 ১৭৮ 
যুক্তি-বুদ্ধি বিরোধী এবং খুক্তিবুদ্ধির উর্ধ্বের মধ্যে পার্থক্য % ১৭৮ 

আল্লাহ্‌র প্রতি ভক্তি-শ্রদ্ধা প্রদর্শনের পন্থা কেবল নবীদের মাধ্যমেই জানা যায় # ১৭৮ 
গঞ্চেন্িয়ের তুলনায় যেমন বোধ-বুদ্ধি, তেমনি বুদ্ধি-বোধের তুলনায় নবুওতের মর্যাদা যেষ্ঠতর # ১৭৯ 
নবৃওতের মকাম % ১৭৯ 

আঘিয়া-ই কিরাম আ. আল্লাহ্‌র সর্বোত্তম সৃষ্টি এবং সর্বোত্তম সম্পদ তীদেরকেই দেওয়া হয়েছে?! ১৮২ 
চিত্ত সম্প্রসারণের কারণে সৃষ্টি জগতের প্রতি আঘিয়া-ই কিরামের মনোযোগ 
আল্লাহ্‌র প্রতি মনোনিবেশের প্রতিবন্ধক হয় না 7 ১৮২ 

নবীদের অভ্যন্তরীণ দিক আল্লাহমুখী এবং বাহ্যিক সৃষ্টিমুখী # ১৮৩ 
'ওলী-আওলিয়ার শুরু, নবী-রসূলদের শেষ” এই উক্তি প্রত্যাখ্যান # ১৮৩ 
নবুওতের অনুসরণে কুরুব বিল-ফারাইদ অর্জিত হয় # ১৮৪ 

বিলায়াতের কামালিয়াত মবৃওতের বামানিয়াতের মুকাবিলায় কোন গুরুত্ব বহন করে না # ১৮৪ 
আলিম-উলামার জ্ঞান-গবেষণার বিশুদ্ধতা ও অগ্াধিকারের কারণ # ১৮৫ 
আঘিয়া-ই কিরামের মর্যাদা নবৃওতের কারণে # ১৮৬ 

ঈমান বি'ল-গায়ব (অদৃশ্য বিশ্বাস) আমিয়া-ই কিরাম, সাহাবা, উলামা এবং সাধারণ মুমিনদের অংশ 1১৮৭ 
আধিয়া-ই কিরামের পূর্ণ প্রত্যাবর্তন পরম মার্গে উপনীত হবার আলামত # ১৮৭ 
শরীয়তের সাহায্য-সমর্থন, ‘আকীদার সংক্কার-সংশোধন এবং শির্ক ও 

জাহিলী রসম-রেওয়াজ প্রত্যাখ্যান (তাসাওউফ কী) % ১৮৮ 

সুন্নাহ্‌র প্রচলন এবং বিদ'আতে হাসানার প্রত্যাখ্যান # ২০০ 


ষষ্ঠ অধ্যায় 
ওয়াহুদাতু'্ল-ওজুদ অথবা ওয়াহ্দাতু"শ-শুছুদ 
শায়খ আকবর মুহয়ি-উদ্দীন ইবন ‘আরাবী ও ওয়াহদাতুল-ওভুদ #২০৮ 
শায়খুল ইসলাম ইবন তায়মিয়া এবং ওয়াহদাডু'ল-ওজুদ আকীদার বিরোধিতা ও সমালোচনা # ২১১ 


(তেইশ) 


ওয়াহদাতু'ল-ওজুদ আকীদার চরমপন্থী প্রচারক এবং এর প্রভাব-প্রতিক্রিয়া %₹ ২১৩ 
ভারতবর্ষে ওয়াহদাতু'ল-ওজুদ আকীদা # ২১৬ 

শায়খ আলাউদ্দৌলা সিমনানীর ওয়াহতাদু'ল-ওজুদ মতবাদের বিরোধিতা # ২১৭ 
ওয়াশহদাতুশ-শুহুদ # ২১৮ 

একজন নতুন সংক্কারকের প্রয়োজন +% ২১৯ 

মুজাদ্দিদ আলৃফে ছানীর (র)-র অবদান # ২২০ 

ব্যক্তিগত অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ # ২২১ 

ওয়াহ্দাতুশ-শুহুদ বা তৌহীদে শুহুদী দৃষ্টি একক সততায় সীমিত থাকা) % ২২৫ 
শায়খ-এ আকবর (ইবনুল আরাবী) সম্পর্কে ইনসাফ ও ভারসাম্যপূর্ণ মত ক ২২৭ 
তৌহীদে ওজুদীর বিরোধিতা করার আবশ্যকতা ¥ ২২৮ 

মুজাদ্দিদ সাহেবের অনন্য বৈশিষ্ট্য ক ২৩১ 

হযরত সাইয়েদ আহমদ শহীদ মুজাদ্দিদ সাহেবের পথ ধরে ক ২৩২ 


সপ্তম অধ্যায় 
সম্রাট আকবর থেকে সম্রাট জাহাঙ্গীর পর্যন্ত 


সাম্রাজ্যের প্রশাসনকে সঠিকপথে আনার লক্ষ্যে হযরত মুজাদ্দিদ আলৃফে ছানী রে)-এর 
নীরব সাধনা ও কর্মপ্রয়াস এবং আকবর ও জাহাঙ্গীরের শাসনামলের সাহসী ও স্পষ্টভাষী 
উলামায়ে কিরাম ও বুযুর্গবৃন্দ + ২৩৩ 

ম্যাট জাহাদীরের সিংহাসনে আরোহণ এবং মুজাদ্দিদ সাহেবের সামার সংস্কার কর্ণের সূচনা % ২৩৭ 

সঠিক কর্মপন্থা ও কর্মপদ্ধতি # ২৩৮ 

সাম্রাজ্যের আমীর-উমারার নামে প্রেরণামুলক ও দাওয়াতী পত্র ক ২৪৩ 

অতীত ভুলের পুনরাবৃত্তি করবেন না র ২৫১ 

সাম্রাজ্যের ভক্ত-অনুরক্ত অমাত্যবর্ণ এবং তাদের সাথে পত্র যোগাযোগ ক ২৫৪ 

সংস্কার চেষ্টায় হযরত মুজাদ্দিদ-এর ব্যক্তিগত প্রভাব ও অবদান # ২৫৪ 
জাহাঙ্গীরের প্রভাব স্বীকারকরণ }¥ ২৫৫ 

স্যাট শাহজাহানের শাসনামল ক্লু ২৫৭ 

শাহযাদা দারা শুকোহ # ২৫৯ 

মুহুয়িউদ্দীন আওরঙ্গযেব আলমগীর ও ধর্মীয় মর্যাদাবোধ % ২৬০ 

হযরত মুজাদ্দিদ (র)-এর বিরোধীতা ও তীর প্রতি পথত্রষ্টতার অভিযোগ এবং এ 
অভিযোগের উল্লেখযোগ্য ব্যক্তিবৃন্দ # ২৬৯ 


চব্বিশ) - 


অষ্টম অধ্যায় 
হযরত সুজান রে) এর দল বড় খনীকা এবং তানের পলে সম্পর্কিতদের 
মাধ্যমে ভার তাজদীদি কর্মের বিস্তৃতি ও পূর্ণতা সাধন 


মশহুর খলীফাবৃন্দ কু ২৮৩ 

হযরত খাজা মুহাম্মদ মাসুম % ২৮৪ 

হযরত সাইয়েদ আদম বানুরী # ২৮৫ 

মুজাদ্দিদিয়া মা“সুমিয়্যা সিলসিলা এবং এর মহান বুযুর্বৃন্দ # ২৮৭ 
হযরত খাওয়াজা সায়ফুদ্দীন সরহিন্দী % ২৮৭ 

হযরত খাজা মুহাম্মদ যুবায়র থেকে মাওলানা ফ্যলে রহমান গঞ্জে মুরাদাবাদী পর্যন্ত % ২৮৯ 
মির্ধা মাজহার জানা এবং হযরত শাহ গুলাম আলী % ২৯১ 
মাওলানা খালিদ রুমী (কুদী) % ২৯৪ 

হযরত শাহ আহমদ সাঈদ ও তীর খলীফাবৃন্দ % ২৯৭ 

হযরত শাহ আবদুল গণী # ২৯৯ 

আহদানিয়া সিলসিলা ও তীর শ্রেষ্ঠ মাশায়েখবৃন্দ % ৩০১ 

হযরত সাইয়েদ শাহ আলাযুল্লাহ ও তীর খান্দান + ৩০২ 

শায়খ সুলতান বালিয়াবী % ৩০৩ 

হযরত হাফিয সাইয়েদ আবদুল্লাহ্‌ আকবরাবাদী এবং ওয়ালীউল্লাহ সিলসিলা % ৩০৪ 
হযরত সাইয়েদ আহমদ শহীদ ও তীর জামা“আত + ৩০৫ 

হযরত মুজাদ্দিদ আল্‌ফে ছানী (র)-র রচনাবলী % ৩০৮ 


প্রথম অধ্যায় 


হযরত মুজাদ্দিদ আলফেছানী (র) 
হিজরী দশম শতাব্দীতে মুসলিম বিশ্ব 
দশম শতাব্দীর এভিহাসিক অধ্যয়নের গুরুত্ব 


হযরত মুজাদ্দিদ আলফেছানী (র)-র জন্ম হয় হি. ৯৭১ সালের শাওয়াল 
মাসে আর তিনি ইনতিকাল করেন হি. ১০৩৪ সালের সফর মাসে । এদিক দিয়ে 
দেখতে গেলে তীর যুগ হি. দশম শতাব্দীর শেষ ২৯ বছর এবং একাদশ 
শতাব্দীর প্রায় ৩৩ বছর জুড়ে বিস্তৃত । সে হিসাবে তার যুগের এঁতিহাসিক এবং 
তীর জীবনী লেখককে মূলত এই ৬৩ বছরের মুদ্দতকেই ধর্তব্যের মধ্যে আনতে 
হবে যা হিজরী বর্ষপঞ্জীর এই দুই শতাব্দীর শেষ এবং প্রথম এক-তৃতীয়াংশের 
সঙ্গে সম্পর্কিত । | 

কিন্তু মূলত কারো জন্মের দ্বারা, তা তিনি যত বড় মহা মর্যাদাসম্পন্ন 
ব্যক্তিত্ই হোন না কেন-হঠাৎ করেই এমন কোন নতুন যুগের সূচনা হয়ে যায় না 
যিনি আচানক কোন অদৃশ্য লোক থেকে এই দৃশ্যমান জগতে এসে হাযির হন 
এবং এর উপর ওঁ সব ঘটনা ও দুর্ঘটনা, সেই সব এঁতিহাসিক কার্যকারণ, সেই 
সব রাজনৈতিক ও জ্ঞানগত পটভূমি এবং সেই সব সাম্রাজ্য ও শক্তির প্রভাব না 
থাকে যা তীর জন্মের আগে থেকেই কার্যকর এবং পরিবেশ ও সমাজ জীবনের 
উপর গ্রভাবশীল হচ্ছিল। এ জন্য আমাদেরকে হযরত মুজাদ্দিদ (র)-এর সীরাত 
তথা জীবন-চরিত ও জীবন-কাহিনীর . বিন্যাস. এবং তীর সংস্কার ও 
পুনর্জাগরণমূলক কর্মকাণ্ডের আলোচনা, তীর যুগের মেযাজ উপলব্ধি এবং তার 
কর্ম তথা মিশনের বাধা-প্রতিবন্ধকতা ও সহজসাধ্যতার সঠিক পরিমাপ ও. 
পারস্পরিক তুলনা করবার জন্য তৎকালীন মুসলিম বিশ্বের রাজনৈতিক তথা 
চেতনা ও জ্ঞান উন্মেষের সাথেই সম্মুখীন হতে হয় এবং যার ভেতরে তাঁকে সেই 
বিপ্পবাত্মক ও গৌরবোজ্জ্বল পুনর্জাগরণ ও সংস্কারমূলক কর্মকাণ্ড আনজাম দিতে 


২ হযরত মুজাদ্দিদ আলফেছানী (র) 
হয় যদ্দরুন তাকে অনায়াসে ও নির্দ্িধায় “মুজান্দিদ-এ আলফে ছাঁনী” (হিজরী 
দ্বিতীয় সহস্রাব্দের মুজাদ্দিদ বা সংস্কারক) বলা হয়। | 

এই পর্যালোচনায় আমাদেরকে এই এঁতিহাসিক সত্য ও বাস্তবতাকেও 
সামনে রাখতে হবে'যে, একটি যুগ এবং সেই যুগের বিশ্ব ও মানব সমাজ একটি 
প্রবহমান নদীর ন্যায় খার প্রতিটি ঢেউ ও প্রতিটি তরঙ্গ আরেকটি ঢেউ ও তরঙ্গের 
সাথে সংযুক্ত ও সম্পর্কিত হয়ে থাকে। এজন্য দুনিয়ার কোন দেশ-তা সেই দেশ 
ও সেই রাষ্ট্র অবশিষ্ট পৃথিবী থেকে যতই বিচ্ছিন্নই হোক না কেন এবং যত 
পরস্পর সম্পর্কহীন জীবন যাপনই করুক না কেন, পার্শ্ববর্তী দুনিয়ার সংঘটিত 
গুরুত্বপূর্ণ ঘটনাবলী, বিপ্বব, পরস্পর যুধ্যমান শক্তিসমূহ এবং শক্তিশালী 
আন্দোলন থেকে একেবারে সম্পর্কহীন ও প্রভাব-প্রতিক্রিয়া শূন্য থাকতে পারে 
না, বিশেষত যখন এসব ঘটনা ও বিপ্লব তার সমপ্রকৃতি, সমমতাবলম্বী ও 
সমবিশ্বাসী প্রতিবেশী দেশসমূহে সংঘটিত হচ্ছে। এরই ভিত্তিতে এই এঁতিহাসিক 
পর্যালোচনায় কেবল ভারতবর্ষের চৌহদ্দীতে সীমাবদ্ধ থাকা ঠিক হবে না। 
আমাদেরকে হিজরী দশম শতাব্দীর গোটা মুসলিম বিশ্ব এবং বিশেষ করে 
চারপাশের মুসলিম দেশগুলোর উপরও দৃষ্টি ক্ষেপণ করতে হবে যে সব দেশের 
সাথে যদিও ভারতবর্ষের রাজনৈতিক সম্পর্ক ছিল না, কিন্তু ধর্মীয়, সভ্যতা- 
_ সংস্কৃতি ও শিক্ষাগত সম্পর্ক ছিল এবং সেখানে যে শীতার্ত ও উষ্ণ হাওয়া 
প্রবাহিত হত তার মৃদু হিল্লোল বহু দূরবর্তী হওয়া সত্বেও ভারতবর্ষ পর্যন্ত পৌছে 
যেত। 


বাজনৈতিক অবস্থা 

হিজরী দশম শতাব্দীর প্রথম দিকে (সম্ভবত ৫৮৯ হিজরীতে সুলতান 
সালাহুদ্দীন আয়্যুবীর ইনতিকালের পর) বহুকাল পর মুসলিম বিশ্বের কেন্দ্রীয় 
অংশ মেধ্যপ্রাচ্য) রাজনৈতিক দৃঢ়তা ও সংহতি লাভ করেছিল এবং পশ্চিম 
এশিয়ার আরব দেশসমূহ এমন একটি পতাকাতলে সমবেত হয়েছিল, যে পতাকা 
উর্ধ্বে উত্তেলনকারী নিজেকে ইসলামের মদদগার, পবিত্র মক্কা ও মদীনা ভূমির 
খাদেম এবং মুসলমানদের রক্ষক হিসেবে অভিহিত করতেন এবং যিনি (চাই কি 
নিজ রাজনৈতিক খুসলিহাতের কারণেই হোক) খিলাফতেরও পুনরুজ্জীবন 
ঘটিয়েছিলেন, যিনি শেষ আব্বাসী খলীফা সুস্তাসিম বিল্লাহ তাতারীদের হাতে ' 
শাহাদাত লাভের পর (হিজরী ৬৫৬) থেকে মিসরে “খ্রিস্টানদের পোপের” ন্যায় 
সুলতান সলীম (১ম) (হিজরী ৯১৮-৯২৬) ৯২২ হিজরীতে সিরিয়া এবং ৯২৩ 


হিজরী দশম শতান্দিতে মুসলিম বিশ্ব ৩ 
হিজরীতে মিসর জয় করেন যা আড়াইশ’ বছর-থেকে মামলুক সুলতানদের অধীন 
শাসিত হয়ে আসছিল। সলীমের হামলার সময় এর শাসনকর্তা ছিলেন কানসুওয়া 
ঘুরী। এ ৯২৩ হিজরীতেই সুলতান সলীম খিলাফত, অতঃপর পবিত্র মন্ধা ও 
মদীনা ভূমির অভিভাবকত্্‌ ও খেদমতের ঘোষণা প্রদান করেন। অতঃপর 
জযীরাতুল আরব, ক্রমান্বয়ে উত্তর আফ্রিকার মুসলিম ও আরব দেশসমূহ (মরক্কো 
বাদে) সুলতান সলীমের, অতঃপর তীর স্থলাভিষিক্ত মহান সুলায়মান কানুনী 
(৯২৬-৯৭৪ হিজরী) ( যাকে পাশ্চাত্যের লেখকগণ Sulaiman, the 
Magnificent নামে স্মরণ করে থাকেন)-র শাসনাধীনে এসে যায়। মহান 
সুলায়মানের শাসনামল (যার মৃত্যুর তিন বছর পূর্বে হযরত মুজাদ্দিদ 
আলফেছানীর জন্ম হয়) ছিল উছমানী সাম্রাজ্যের স্বর্ণযুগ । একদিকে যুরোপ, 
অস্ট্রিয়া ও হাঙ্গেরীতে তার বিজয় ও সৌভাগ্য পতাকা পতপত শব্দে উড়ছিল, 
অপরদিকে ইরানে তার ফৌজ বিজয়দৃপ্ত পদচারণা অব্যাহত রেখে চলেছিল। 
মিসর ও সিরিয়ার সাথে ইরাক-ই-আরবও তীর বিশাল বিস্তৃত সাম্রাজ্যের 
অঙ্গীভূত হয়ে গিয়েছিল। তিনি ছিলেন তৎকালীন বিশ্বের সর্ববৃহৎ সাম্রাজ্যের 
শাসক। সুলতান মুরাদ তেয়)-এর যুগে সাইপ্রাস দ্বীপপুঞ্জ, তিউনিস প্রদেশ, 
ইরান সাম্রাজ্যের কয়েকটি উর্বর ও শস্যশ্যামল প্রদেশ এবং ইয়ামান উছমানী 
হুকুমতের অন্তর্গত ছিল। তীরই শাসনামলে ৯৮৪ হিজরীতে মক্কার হারাম 
শরীফ-এর নির্মাণ কাজ সম্পন্ন হয় । মুজাদ্দিদ সাহেবের বুঝবার ও উপলব্ধি হবার 
মত তখন বয়স হয়েছে। এসব গুরুতৃপূর্ণ ঘটনা সম্পর্কে তিনি অবশ্যই জেনে 
থাকবেন। এঁ যুগের মুসলমান (চাই তিনি ভারতবর্ষের বাসিন্দাই হন) উছমানী 
তুকীদের যৌরা গৌড় প্রকৃতির হানাফী সুন্নী মুসলমান ছিলেন) এসব বিজয় ও 
সাম্রাজ্যের বিস্তৃতিতে অবশ্যই আনন্দবোধ করে থাকবেন। 


এই শতাব্দীর সূচনায় হিজরী ৯০৫) ইরান ও খুরাসানে সাফাবী খান্দানের 
আবির্ভাব ঘটে । এই সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন শাহ ইসমাঈল সাফাবী 
(৯০৫-৯৩০ হিজরী)। এই বংশ ক্রমান্বয়ে গোটা এলাকায় নিজেদের সুদৃঢ় শাসন 
ক্ষমতা প্রতিষ্ঠা করে। এই সাম্রাজ্য ছিল উছমানিয়া সাম্রাজ্যের সমপর্যায়ের তথা 
সমকক্ষ যারা উছমানিয়া সাম্রাজ্যের মুকাবিলায় শী“আ ইছনা আশারী জাফরী 
ফিক্‌হকে ইরানের সরকারী মযহার হিসেবে গ্রহণ করেছিল । রাষ্ট্রীয় ক্ষমতা ও 
উপায়-উপকরণ ব্যবহারের মাধ্যমে তিনি গোটা ইরানে এই মযহাবের প্রচার ও 
প্রসারের দায়িত্ব হাতে নেন এবং এতে তিনি বিস্ময়কর সাফল্য অর্জন করেন। 
এভাবে এই হুকুমত তীর নিজ সীমারেখার উপর মযহাবী ইখতিলাফের ভিত্তিতে 


৪ হযরত মুজাদ্দিদ আলফেছানী (র) 


একটি মানবীয় প্রাচীর খাড়া করত উছমানীদের [যাদের সম মযহাবভুক্ত (সুন্নী 
হানাফী) মুসলমান কনস্টান্টিনোপল থেকে নিয়ে লাহোর ও দিল্লী পর্যন্ত ছড়িয়ে- 
ছিটিয়ে ছিলা বিস্তৃত সাম্রাজ্যে স্বীয় অস্তিত্ব বিলীন হয়ে যাবার হাত থেকে নিরাপদ 
হয়ে যায়। এই বংশের হুকুমত বাগদাদ থেকে হেরাত পর্যন্ত বিস্তৃত ছিল। 


এই বংশের সর্বাধিক মর্যাদাবান শাসক শাহ আব্বাস (৯৯৫-১০৩৭) 
হিজরী, ইতিহাসে যিনি মহান শাহ আববাস নামে খ্যাত এবং যাকে তীর নির্মাণ 
কর্মের কারণে এই বংশের শাহজাহান বলা যেতে পারে) ছিলেন হযরত মুজাদ্দিদ 
সাহেবের সমসাময়িক । সাফাবী হুকুমত শাহ আব্বাস (১ম)-এর যুগে সাফল্য ও 
গৌরবের স্বর্ণ সিংহাসনে অধিষ্ঠিত হয়। তিনি তুকীর্দের সাথে সাফল্য ও গৌরবের 
সাথে লড়াই করে নাজাফ ও কারবালা ছিনিয়ে নেন। তিনি ছিলেন ভারতের 
সম্রাট আকবর এবং জাহাঙ্গীরের সমসাময়িক। শাহ আব্বাস-এর পরেই এই 
বংশের অধঃপতন শুরু হয়ে যায়। 

মুসলিম বিশ্বের অপর গুরুত্বপূর্ণ প্রাচ্য ভূখণ্ড তৃকিস্তান যা শতশত বছর যাবত 
ইসলামী সভ্যতা-সংস্কৃতি এই ইসলামী জ্ঞান-বিজ্ঞান ও বিষয় শাস্ত্রের কেন্দ্র ছিল, 
যাকে প্রাচীন সাহিত্যে “মাওয়ারাউন-নাহর" নামে স্মরণ করা হয় এবং যে ভূখণ্ডটি 
হানাফী ফিকহ সংকলন ও সম্পাদনে (ইরাকের পরে) সর্বাধিক অংশগ্রহণ 
করেছে। এর কতিপয় জীবন্ত ও চিরন্তন গ্রন্থ, যা ভারতীয় উপমহাদেশে অদ্যাবধি 
পাঠ্য তালিকাভুক্ত, উক্ত ভূখণ্ডেই প্রণীত হয়।১ অধিকন্তু নকশবন্দিয়া তরীকা ( যে 
তরীকার সঙ্গে হযরত মুজাদ্দিদ এবং তার মাশায়েখগণের সম্পর্ক রয়েছে) 
সেখানেই জন্ম ও বিকাশ লাভ করেছে এবং সেখান থেকেই সারা পৃথিবীতে 
ছড়িয়েছে । এই উর্বর এবং স্বর্ণ-প্রসবিনী দেশ হিজরী দশম শতাব্দীর সূচনাতে 
(হিজরী ৯০৫) থেকেই উবেকদের শায়বানী বংশের শাসনকর্তৃতে ও 
নিয়ন্তরণাধীনে চলে যায় এবং ৯১৬ হিজরী একটি সংক্ষিপ্ত বিরতি ছাড়া যে বছর 
বাবর সাফাবীদের সাহায্যে মা-ওয়ারাউন-নাহর-এর উপর হামলা করেছিলেন 
এবং তৎকালীন রাজধানী সমরকন্দ দখল করেছিলেন-খরিস্টীয় অষ্টাদশ শতাব্দীর 
মাঝামাঝি (রুশ বিপ্লব পর্যন্ত) তাদেরই শাসনাধীনে থাকে । দশম শতাব্দীতে 
শায়বানী বংশের দু'জন শাসনকর্তা উবায়দুল্নাহ ইবনে মুহাম্মদ (হিজরী ৯১৮- 
৯৪৬) এবং উবায়দুল্নাহ ইবনে ইঙ্কান্দর (৯৬৪-১০০৬ হিজরী)-এর রাজধানী 
ছিল বুখারা। তাদের বদৌলতে বুখারা পুনর্বার চিন্তা-চেতনা ও রাজনৈতিক 
জীবনের কেন্দ্রে পরিণত হয়। E 


২১২ 


হিজরী দশম শতান্দিতে মুসলিম বিশ্ব ৫ 
আফগানিস্তান ভারতবর্ষের সর্বাপেক্ষা নিকটতম প্রতিবেশী দেশ যা এর 
পশ্চিমে অবস্থিত। এই দেশটি ১০ম শতাব্দীর তুর্কিস্তানের উবেক, ইরানের 
সাফাবী এবং মাঝে মধ্যে স্থানীয় উৎসাহদীপ্ত লোকদের চারণক্ষেত্র হিসেবে 
থাকে । কাবুল ও কান্দাহার কখনো মুগল, কখনো ইরানীরা অধিকার করে বসত 
এবং হেরাত ইরান সীমান্তে অবস্থিত হবার কারণে অধিকাংশ সময় সাফাবী 
সাম্রাজ্যের প্রভাবাধীন থাকে । ৯২৮ হিজরীতে সম্রাট বাবর কান্দাহার জয় করেন। 
অতঃপর তিনি যখন ভারতবর্ষে তৈমুরী সাম্রাজ্যের বুনিয়াদ পত্তন করেন তখন 
তিনি একেই স্থায়ী আবাসে পরিণত করেন যেখান থেকে তিনি কারুল, বাদাখশান 
ও কান্দাহার অবধি রাজতৃ করতেন। সে সময় আফগানিস্তান হিন্দুস্তান এবং ইরান 
এই দুই সাম্রাজ্যের প্রভাবাধীনে একটি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ যুগে প্রবেশ করে। 
সে এই দুই সাম্রাজ্যের ভেতর এমনভাবে বন্টিত হয়ে গিয়েছিল যে, হেরাত এবং 
সীস্তান প্রদেশ ইরানের অধিকারে থাকে (যদিও এর উপর মাঝে-মধ্যে 
উষবেকদের হামলা চলত)। কাবুল ছিল মুগল সাম্রাজ্যের অংশ এবং কান্দাহারের 
উপর কখনো মুগল, আবার কখনো-বা ইরানীরা কবজা জমিয়ে বসত। 
কোহিস্তানের উত্তরে সম্রাট বাবরের চাচাতো ভাই সুলায়মান মিরযা (বাবর যাকে 
বাদাখশানের শাসনকর্তা নিযুক্ত করেছিলেন) একটি অর্ধ-স্বাধীন শাহী খান্দানের 
ভিত্তি প্রতিষ্ঠা করেন। দেশের অবশিষ্ট অংশ শায়বানী খান্দানের অধীনে । 
৯৬৫ হিজরীতে ইরান সম্রাট তাহমাম্প কান্দাহার দখল করেন এবং হিজরী 
১০০৩ পর্যন্ত এই শহর ইরানীদের দখলে থাকে । হিজরী ১০০৩ সনে শাহ্যাদা 
মুজাফফর হুসায়ন একে সম্রাট আকবরের নিকট সমর্পণ করেন। তখন থেকে 
আফগানিস্তান মুগল সাম্রাজ্যের একটি প্রদেশে পরিণত হয় । এই ধারাবাহিকতা 
দ্বাদশ শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত প্রতিষ্ঠিত থাকে । অতঃপর ১১৫১ হিজরীতে 
নাদির শাহ আফশারের হাতে বাবুর বংশের দুশো চল্লিশ বছরের হুকুমত 
আফগানিস্তান থেকে বিদায় নেয়। 
দশম শতাব্দীর প্রারন্তে ভারতবর্ষে লোদী বংশের রাজত্ব চলছিল । এই বংশের 
শেষ সুলতান ইবরাহীম লোদী ৯৩২ হিজরীতে মুগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা 
জহীরনদীন মুহাম্মদ বাবর গুরগানী (৮৮৮-৯৩৯ হিজরী)-র হাতে নিহত হন এবং 
মুগল সাম্রাজ্যের ভিত্তি স্থাপিত হয় যা ভারতবর্ষের মুসলিম সালতানাতগুলোর 
ভেতর সর্বাধিক বিস্তৃত, সুশৃঙখল, সুদৃঢ় এবং দীর্ঘ আয়ুর অধিকারী ছিল। লোদী 
বংশ তাদের পাঠান বংশ ও এঁতিহ্যের কারণেই ইসলামে নিবেদিত এবং হানাফী 
মযহাবের পাবন্দ ছিলেন যারা নিত্য-নতুনপ্রিয়তা (০২৬২২) ও ধর্মহীন 


৬ হযরত মুজাদ্দিদ আলফেছানী (র) 
(সেক্যুলার) রাজনীতির সম্পর্কে অপরিচিত ছিলেন। এই বংশের সবচে’ দীনদার 
ও মা'আরিফ নওয়াষ এবং উলামায়ে কিরাম-এর কদরদান ও অভিভাবক সুলতান 
ছিলেন সিকান্দার লোদী (মৃ. ৯২৩ হিজরী)। এই শতাব্দীর পাঁচটি সৌভাগ্যশীল 
বছর (৯৪৬ হিজরী-৯৫২ হিজরী) শেরশাহ সূরীর শাসনাধীনে অতিক্রান্ত হয় যার 
চেয়ে অধিকতর সাংগঠনিক ও সাংবিধানিক যোগ্যতাসম্পন্ন, জনহিতকর কর্মে 
সামর্থ্যের অধিকারী মুসলিম নৃপতি এবং জ্ঞানবান ও দীনদার শাসক এর পূর্বে 
ভারতবর্ষের মুসলিম ইতিহাসে আর কেউ আসেনি । শেরশাহর ইনতিকালের পর 
আকবরের সিংহাসন আরোহণ পর্যন্ত ভারতবর্ষের কপালে রাজনৈতিক ও শাসন 
বিভাগীয় সংহতি, সরকারের স্থিতি এবং দেশবাসীর ভাগ্যে সুখ-স্বাচ্ছন্দ্য 
জৌটেনি। শেরশাহ সূরীর উত্তরাধিকারী সলীম শাহ তীর প্রতিভাবান পিতার 
ভিসা eR 
হুমায়ুন (৯৩৭ হিজরী-৯৬৩ হিজরী) ভারতবর্ষে নিশ্চিন্ত তৃপ্তির সাথে শাসনকার্য 
চার শের শাহের বিজয় দৃপ্ত আক্রমণ এবং ভাইদের 
রিশ্বাস ভঙ্গের কারণে বিব্রত ও হতচকিত থাকেন তিনি এবং যতদিন অবধি 
ইরানের বাদশাহ তাহমাম্প সাফাবীর সাহায্য না নিয়েছেন তিনি স্বস্তি পান নি। 
৯৬৩ হিজরীতে আকবর সিংহাসনে আরোহন করেন এবং পূর্ণ অর্ধশতাব্দী যাবত 
দোর্দগ প্রতাপে শাসনকার্ধ পরিচালনা করেন। 


মুজাদ্দিদ সাহেবের যমানাতেই, যখন তীর বয়স ছিল ৪৩ বছর, নুরুদ্দীন 

- জাহাঙ্গীর সিংহাসনে আরোহণ করেন এবং তীরই শাসনামলে মুজাদ্দিদ সাহেব 

ইনতিকাল করেন। রাজধানীর এই কেন্দ্রীয় সাম্রাজ্য ছাড়াও গুজরাট, বিজাপুর, 

গোলকুণ্ডা ও আহমদ নগরে আঞ্চলিক সরকার প্রতিষ্ঠিত ছিল যা স্বায়ত্বশাসিত 
07755500958 


ধৰ্মীয় ও আধ্যাত্মিক অবস্থা 


সে সময় গোটা মুসলিম বিশ্বের মন-মস্তিক্কের উপর ধর্মের বাধন ছিল 
মধবুত। সাধারণভাবে গণ-মানুষ (তাদের জ্ঞানগত, নৈতিক ও চারিত্রিক দুর্বলতা 
সত্তেও) গভীর বিশ্বাসী মুসলমান, ধর্মপ্রাণ, মর্ধাদাবোধসম্পন্ন এবং ইসলামপ্রিয় 
ছিল। তাদের ভেতর বিশেষ ধর্মীয় মর্যাদাবোধ এবং ইসলামী প্রেরণা ও উৎসাহ- 
উদ্দীপনা পাওয়া যেত। যদিও অনেক সময় বেদ'আত.ও ইসলাম বিরোধী কাজে 
তারা জড়িয়ে পড়ত, তবুও সাধারণভাবে তারা কুফর ও ধর্মদ্রোহিতার প্রতি বিরূপ 
ও ঘৃণার মনোভাব পোষণ করত । 


হিজরী দশম শতান্দিতে মুসলিম বিশ্ব ৭ 
ধর্মের প্রতি তাদের এই সাধারণ আগ্রহ ও মেষাজের কারণে মুসলিম রাজা- 
বাদশাহগণকেও (যীরা বৃহৎ থেকে বৃহত্তর বিরোধী শক্তিরও পরওয়া করতেন না 
এবং খীদের সামরিক শক্তি মুরোপকেও ভীত-সন্ত্স্ত করে রেখেছিল) ইসলামী 
রর পদ্ধতির প্রতি সম্মান এবং ধর্মের প্রতি সমর্থন ও সহযোগিতার কথা প্রকাশ 
করতে ও ঘোষণা দিতে হত এবং জনসাধারণের অন্তর-রাজ্যে তাদের প্রতি 
ততক্ষণ পর্যন্ত সম্মান ও ভালবাসার চিত্র প্রতিষ্ঠিত হতে পারত না যতক্ষণ না 
তাঁরা তাদের এই ধর্মীয় দিকটা উজ্জ্বলভাবে তুলে ধরতেন। সুলতান সলীম 
(১ম)-এর সাম্রাজ্যে ততক্ষণ পর্যন্ত স্থিতি আসেনি যতক্ষণ পর্যন্ত না তিনি 
নিজেকে 'খলীফাতুল মুসলিমীন' এবং ‘খাদিমুল-হারামায়ন আশ-শারীফায়ন' এই 
সম্মানজনক উপাধিটি গ্রহণ করেছেন। তিনি তার দামিশক অবস্থানকালীন পবিত্র 
স্থানসমূহের প্রতি তীর ভক্তি ও শ্রদ্ধা খোলাখুলি প্রকাশ করেছেন। ৯২৩ হিজরীর 
যিলহজ্জ মাসে সুলতান সলীম দামিশক থেকে হাজীদের একটি কাফেলা পাঠান। 
কাফেলার সাথে এই প্রথমবার তুর্কী সুলতানের পক্ষ থেকে হাদিয়া হিসেবে কা'বা 
শরীফের গিলাফ পাঠানো হয়। তখন থেকে তুর্কী সুলতানগণ “খাদিমুল- 
হারামায়ন' উপাধিটি ব্যবহার করতে থাকেন যার কারণে তারা মুসলিম বিশ্বে 
বিরাট মর্যাদা লাভ করেন। সুলতান সুলায়মান-এর জীবনে বিনয় ও নম্রতা এবং 
সুগভীর ধর্মীয় আবেগ ও প্রেরণার কতিপয় দৃষ্টান্ত খুঁজে পাওয়া যায়। তিনি স্বহস্তে 
কুরআন মজীদ- এর আটটি কপি তৈরি করেন যা আজও সুলায়মানিয়া গ্রন্থাগারে 
রক্ষিত আছে। তীর রচিত দীওয়ান-এর গযল ও কবিতাসমষ্টি থেকে তাকে 
একজন গভীর আকীদাসম্পন্ন মুসলমান হিসাবেই প্রতীয়মান হয়। তিনি মুফতী 
আবুস-সউদ তেফসীর-ই আবুস-সউদ প্রণেতা, ৯৫২ হিজরীতে মৃত্যু)- -এর 
ফতওয়ার উপর ভিত্তি করে কা'বা ঘর পুনর্নির্মাণ করেন এবং মক্কা মুকার্রামায় 
ছোট ছোট খাল খনন করান। সুলতান মুরাদ ৯৮৪ হিজরীতে কা'বা ঘর নির্মাণ 
কাজ সম্পন্ন করেন যা অদ্যাবধি প্রতিষ্ঠিত আছে। আর এসবগুলোই হিজরী দশম 
শতাব্দীর উছমানীয় সুলতানদের উল্লেখযোগ্য অবদান। 
ইরানের শী'আ সামাজ্যেও সাধারণের মন-মন্তিষ্ষ ধর্মীয় ও দীনী রুচির প্রতি 
প্রসন্নচিত্ত ছিল এবং সাফাবী সুলতানগণ তাদেরকে এর খোরাক সরবরাহ করতেন 
এবং ইসলাম ও আহলে বায়েত-এর প্রতি নিজেদের নিবিড় শ্রদ্ধা ও ভালবাসার 
প্রকাশ খটিরে এর দ্বারা দেশের অভ্যন্তরে রাজনৈতিক স্থিতি ও সংহতি এবং 
জনগণের ভেতর লোকপ্রিয়তা অর্জনে সচেষ্ট ছিলেন। ইরানের শ্রেষ্ঠতম নৃপতি 
শাহ আব্বাস ১ম কেবল যিয়ারতের উদ্দেশ্যে ইন্ফাহান থেকে মাশহাদ পর্যন্ত 


৮ হযরত মুজাদ্দিদ আলফেছানী (র) 


আটশ' মাইল পদব্ৰজে সফর করেছিলেন এবং নাজাফ-এ উপস্থিত হয়ে হযরত 
আলী মুর্তাযা (রা)-এর পবিত্র রওযা ঝাড়ু দিয়েছিলেন । শাহ আব্বাসের প্রতি 
ইরানীদের ভক্তি-শ্রদ্ধা ও নানা জল্পনা-কল্পনা এসব কারণেই সকল সীমা ছাড়িয়ে 
গিয়েছিল এবং জনগণের ভেতরে নানারূপ কিংবদন্তী ছড়িয়ে পড়েছিল। 
তুর্কিস্তান এবং আফগানিস্তানের লোকদের বিশ্বাসের গভীরতা, দীন বিষয়ে 
সঠিক সিদ্ধান্ত গহণের ক্ষমতা, সুন্নী বিশ্বাসে একনিষ্ঠতা এবং হানাফী মযহাবের 
প্রতি কঠোর আনুগত্য প্রবাদে পরিণত হয়েছে। তাদের শাসক ও বিভিন্ন রাজ্যের 
রাজন্যবর্, সাম্রাজ্যের আমীর-উমারা, অমাত্য ও বিশিষ্ট ব্যক্তিবর্গ (স্ব-স্ব শ্রেণী ও 
মানদণ্ড মাফিক) অনেকটা তাদেরই সমগোত্রীয় ও একই রঙে রঞ্জিত ছিলেন। 
ভারতবর্ষে মুসলিম সাম্রাজ্যের বুনিয়াদ পত্তন হয়েছিল তুকীঁ ও আফগান 
বংশের বিভিন্ন খান্দান ও শাসকদের হাতে । এজন্যই শুরু থেকেই এখানেও ধর্মের 
প্রভাব ছিল গভীর এবং এর প্রকৃতি ছিল সহজ সারল্যে ভরপুর যা ছিল তুর্কী ও 
আফগান মন-মানস ও রুচির বৈশিষ্ট্য । শুরু থেকেই এখানে তরীকায়ে আহলে 
সুন্নত ওয়াল জামাআত এবং হানাফী মযহাবের (কতিপয় উপকূলীয় ভূখণ্ড এবং 
দক্ষিণ ভারতের মালাবার এলাকা বাদে) প্রতি আনুগত্য চলে আসছে এবং শুরু 
থেকেই সেটাই রাষ্ট্রের সংবিধান এবং আদালতের আইন হিসেবে অনুসৃত হচ্ছে। 
এখানে “ফাতাওয়া-ই তাতারখানী” এবং “ফাতাওয়া-ই কাষী খান”-এর ন্যায় 
হানাফী ফিকহ (jurisprudence, ন্যায়-শান্ত্)-এর কতিপয় গুরুত্বপূর্ণ কিতাব 
প্রণীত হয়।১ 
শমী শরীয়তের প্রতি সমর্থন, কুফর ও ধর্মদ্রোহিতা সম্পর্কে অসন্তোষ ও বিরূপ 
মনোভাব, বেদ“আত ও গৰ্হিত কর্মের বিরোধিতা ও তা দূরীকরণ এবং ধর্মীয় 
মর্ধাদাবোধের ক্ষেত্রে বিশিষ্ট দেখতে পাওয়া যায়। হিজরী অষ্টম শতাব্দীতে 
মুহাম্মদ তুগলক ও ফীরূয তুগলক এবং দশম শতব্দীতে সুলতান সিকান্দার 
লোদীর নামোল্লেখই এক্ষেত্রে যথেষ্ট । “তাবাকাত-ই আকবরী”, “তারীখ-ই 
ফিরিশতা” এবং “তারীখ-ই দাউদী”-এর গ্রস্থকারের বর্ণনা মুতাবিক সুলতান 
সিকান্দার লোদীর রাজত্বকালে ধর্মের প্রতি আনুগত্য এমনভাবে সৃষ্টি হয়ে 
গিয়েছিল যে, মনে হচ্ছিল জীবনের একটি নতুন পন্থা জন্ম লাভ করেছে। তিনি 
নিজের চাইতেও ইসলামকে বেশী ভালবাসতেন ৷ তাদের ভাষায় ৪ সুলতান তার 
১. ফাতাওয়া-ই আলমনীরি সংকলনের বহু পূর্বেই সংকলিত হয়ে মুসলিম বিশ্বে খ্যাতি লাভ করে এবং 
ফাতাওয়া-ই হিন্দিয়া নামে মিসর, সিরিয়া ও ইরাকে খ্যাত হয়। 


হিজরী দশম শতান্দিতে মুসলিম বিশ্ব ৯ 


জীবনের প্রথম থেকেই ধর্মের প্রতি অতিমাত্রায় অনুরক্ত ছিলেন। ইলম চর্চায় 
বাদশাহ ছিলেন প্রবল আগ্রহী । তার আমলে হিন্দুদের ফারসী পাঠের সূচনা হয়। 
কায়স্থ্রা বাদশাহর পরামর্শ গ্রহণ করে। সুলতান তাঁর রাজ্যে সালার মাসউদের 
ছড়ি প্রেরণ একেবারে স্থণিত রাখেন যা প্রতি বছর যেত। কতক এঁতিহাসিক 
লিখেছেন যে, তা'ষিয়া বের করা এবং (বসন্তের দেবী) শীতলা পূজাও তিনি 
কঠোরভাবে নিষিদ্ধ করেন ।১ মুশতাকী লিখেছেন যে, 42১1. ১৫১1) ০4০১3 ১৪৪ 
“সে যুগে গজিয়ে উঠা বহু কবরের জায়গায় খাল খনন করত তিনি সে সবের 
নাম-নিশানাও মুছে ফেলেন’ ।২ 

সুলতান সলীম শাহ সূরী মসজিদে সালাতে স্বয়ং ইমামতি করতেন। 
নেশাকর পানীয় থেকে নিজেকে তিনি কঠোর সংঘমে বেঁধে রাখেন। 

এ যুগটা ছিল তাসাওউফের এবং বিভিন্ন তরীকা ও সিলসিলার চরম উন্নতির 
যুগ। মুসলিম বিশ্বের কোন দেশ ও এলাকাই এমন ছিল না যেখানে কোন না 
কোন সিলসিলা খুঁজে পাওয়া না যেত। প্রতিটি ঘরে ছিল এর চর্চা। এই 
সিলসিলায় তুর্কিস্তানের দু'টি প্রসিদ্ধ শহর এবং শিক্ষা ও আধ্যত্মিক কেন্দ্র বুখারা 
ও.সমরকন্দ, আফগানিস্তানে হেরাত ও বাদাখশান, মিসরে আলেকজান্নিয়া ও 
তানতা, ইয়ামানে তা'আয্য ও সান'আ এবং হাদরামাওত-এ তারীম, শাহর ও 
সীওন উলামা, সুফিয়া ও মাশাইখ-ই-কিরামের বিরাট কেন্দ্র ছিল। হাদরামাওতে 
বা'আলভী ঈদরৌস খান্দান বড়ই জনপ্রিয় ও কামালিয়াতের অধিকারী খান্দান 
ছিল। এ যুগেই এ সব দিকে শায়খ আবু বকর ‘আবদুল্লাহ ইবন আবু বকরকে 
খুবই উচ্চ মর্যাদার অধিকারী শায়খ ও কুতুব-ই-দওরান মনে করা হত। তারীম 
আলী (রো.) বংশীয় সৈয়দদের আবাস ছিল। সে যুগের মশহুর ওলীয়ে কিরামের 
ভেতর ছিলেন শায়খ সা“দ ইবন ‘আলী আস-সুওয়ায়নী বান্দ হাজ্জ আস-সাঈদ। 
শায়খ মুহয়ি উদ্দীন আবদুল কাদির ঈদরৌসী (হিজরী ৯৭৮-১০৩) তদীয় 
বিখ্যাত গ্রন্থ ১৭] 3১ 4৮৯১ ০৪ ১৪০৭! ৪১1! ৩ তীর জীবনী আলোচনার 
মাধ্যমে সমাপ্ত করেছেন যা গ্রন্থের ৪৬৬ পৃষ্ঠা থেকে ৪৮০ পৃষ্ঠা পর্যন্ত পরিব্যাপ্ত। 

হিজরী দশম শতাব্দীতে ভারতবর্ষে যদিও কাদিরিয়া ও চিশতিয়া সিলসিলার 
দু'টি শাখা নিজামিয়া ও সাবিরিয়া) বিস্তার লাভ করেছিল এবং এ দু'টি শাখায় 
হাল ও কামালিয়াতের অধিকারী কয়েকজন ব্যক্তিত্বের সন্ধান পাওয়া যায়, কিন্তু 
মূলত এই শতাব্দী ছিল সিলসিলা-ই ইশকিয়া শাস্তারিয়ার শতাব্দী, যে তরীকা 
১. তারীখ-ই-হিনুস্তান, মওলভী যাকাউল্লাহ দেহলভী কৃত, ২য় খণ্ড, ৩৭৪ পৃঃ 
২. ওয়াফি'আত-ই-সুশতাকী; 

৩. গ্রন্থটি হিজরী ১০১২ সালে আহমদাবাদে প্রণীত হয়। 


১০ হযরত মুজাদ্দিদ আলফেছানী (র) 

(আধুনিক ব্যাখ্যা মুতাবিক) ভারতবর্ষের বিলায়েতের অধিকারী চিশতিয়া 
সিলসিলা থেকে এ দেশের রূহানী দায়িতৃভার নেয় এবং সমগ্র ভারতবর্ষ জয় করে 
নেয়া» 


শাত্তারিয়া তরীকার প্রতিষ্ঠাতা শায়খ ‘আবদুল্লাহ শাত্তার খুরাসানী সম্ভবত 
নবম শতাব্দীর প্রথম ভাগে ভারতবর্ষে আগমন করেন এবং মাণ্ডো নামক স্থানে 
বসবাস করতে শুরু করেন। ৮৩২ হিজরীতে তীর ইনতিকাল হয় এবং মাপ্ডোতে 
দুর্গাভ্যন্তরে তাঁকে দাফন করা হয়। তিনি আমীরসুলভ শান-শওকতের সঙ্গে 
থাকতেন। তার তীব্র আধ্যাত্মিক আকর্ষণীয় শক্তি ছিল। বহু লোক তার থেকে 
উপকৃত হয় এবং অত্যন্ত দ্রুতগতিতে তার তরীকা তথা সিলসিলা ভারতবর্ষে 
ছড়িয়ে পড়ে। এই তরীকার দু'টি শাখা । একটি শাখা শায়খ মুহাম্মদ গওছ 
গোয়ালিয়রীর সঙ্গে সম্পর্কিত। তার এবং শায়খ আবদুল্লাহ শাত্তারীর মাঝে তিন 
পুরুষের ব্যবধান রয়েছে। অপর শাখার প্রতিষ্ঠাতা শায়খ আলী ইবনে কাওয়াম 
জৌনপুরী (শায়খ আলী “আশেকান-ই-সরাইমীরি)। তার এবং শায়খ ‘আবদুল্লাহ 
শাতারীর মাঝে দু'পুরুষের ব্যবধান রয়েছে। এই সিলসিলাই সম্ভবত প্রথমবারের 
মত যোগ-সাধনাকে তাসাওউফের সাথে মিলায় এবং তার সুলুক (আধ্যাত্মিক 
সাধনার পথ)-এর কতক তরীকা ও ঘিকর-আযকার, কতক আসন ও শ্বাস- 
প্রশ্বাস নিয়ন্ত্রণের পন্থা এখতিয়ার করেন এবং স্বীয় মুরীদদেরকে এর তা'লীম 
দেন। অধিকন্তু তিনি ইলম সিমিয়া২-কেও এর মধ্যে শামিল করেন। এসব 
আসনের ব্যাখ্যা-বিশ্লেষণ এবং তীর যিকিরসমূহের বিস্তৃত বিবরণ বাহাউদ্দীন 
বর্তমান । শায়খ মুহাম্মদ শাত্তারী রচিত গ্রন্থ ০১১ এ -এ গ্রন্থকারের একটি 
বর্ধিত বিষয় রয়েছে যদদ্বারা ওয়াহদাতুল ওজুদ, পূজামণ্ুপ ও মসজিদ এবং শায়খ 
ও ব্রাহ্মণ পুরোহিতের সাম্যের এবং এসব বস্তুর ভেতর আল্লাহ্‌র তাজান্নীর বরং 
১. এই শতাব্দীতে মাদারিয়া তরীকাও, যার প্রতিষ্ঠাতা শায়খ বদীউদ্দীন মাদার মকনপুরী (মৃ. ৮৪৪ 

হিজরী)-ভারুভবর্ষে-থাওয়া যেত। এই সিলসিলার পরিধি ও পরিচয় চিহ্ন ওয়াহদাভুল ওজুদের 

চিন্তাধারা ও বিষয়সমূহের খোলামেলা প্রকাশ ও ঘোষণা, তাজনীদ-ই-জাহিরী (এতটা পর্যন্ত যে, 

কেবল লজ্জাস্থান আবৃত রাখাই যথেষ্ট) এবং কেবল ভাওয়ান্ুল। কালক্রমে এই সিলসিলার অবনতি 

ও পতন ঘটে এবং বাধা-বন্ধানহীনতা বৃদ্ধি পায়। এমনকি “মাদারী' শব্দটি বাজীকরের বিকল্প হিসেবে 

অভিহিত হয়। দশম শতান্দীতে এই সিলসিলা বিশিষ্ট মহলে তার জনপ্রিয়তা হারিয়ে বসেছিল । 

'নুযহাতুল-খাওয়াতির-এর চতুর্থ খণ্ডে ( যে গ্রন্থে প্রতিটি সিলসিলার শায়খগণের জীবনী সংকলিত 

হয়েছে) অনুসন্ধান চালিয়ে দু'জন ব্যক্তিত্র সন্ধান পাওয়া গেছে ধারা মাদারিয়। তরীকায় বায়'আত 


প্রাপ্ত ছিলেন। 
২. হস্তলিখিভ পাণ্ডুলিপি, নদওয়াতুল উলামা গ্রন্থাগার, তাসাওউফ শান্ত শিরো. ৪৭-৪৯ পৃ. 


হিজরী দশম শতাব্দিতে মুসলিম বিশ্ব ১১ 


প্রকাশের পরিষ্কার প্রকাশ ঘটে যে, এসব কিছুই সেই একক সত্তারই বিভিন্ন রঙ 
ও বিকশিত দৃশ্য । শেযোক্তজনের কবিতা & 

Lh ler ৩১ ৬১ ₹ আতা ৩01৪ ডক ৩৭ ও ০০৪৪৪ 
ইশক সৃষ্টি হল ও শাত্তারী মতবাদ গ্রহণ করল এবং পৃথিবীর গওছ হিসেবে 
বরিত হল। 

“রিসালা-ই ইশকিয়া' নামক পুস্তিকায় কাফিরীকে “জালাল-এ ইশ্ক” এবং 
মুসলমানিত্বকে “জামাল-এ ইশ্ক” বলা হয়েছে এবং তাতে এই কবিতাটি 
পাওয়া যায় ৪ 

nag ০০ Sasi HS 1S ১৪ ক SILKS এ 08০5 ০ এ ০৪৫ 
কুফর ও ঈমান একে অন্যের সাথী ও সম্পূরক; যার মধ্যে কুফর নেই, ঈমান 
নেই। 

এক জায়গায় লিখেছেন ৪ 
8০5০০] ১৭৫1 টি বক ৪৯৪১০ শি ৪ sly ৫ SIS pl 
«০১৪৭ ১5৫43 Luly Lal 4 ৩৪৫ ৬ ৮০০০ Ol 1 ST HST কারী 
- ০১১২১১৪০৫4৩ 14৯ ৬০০০৪ 
ইলৃম হল বড় বাধা; ইলম-এর উদ্দেশ্য দাসতৃ ও গোলামী যা কিনা সবচে' 
বড় বাঁধা । বড় বাধা উঠে গেলে ইসলাম কুফরের সাথে এবং কুফর ইসলা- 
মের সাথে মিশে যাবে আর সেই সাথে ইবাদত-বন্দেগীও উঠে যাবে। 

এই সিলসিলার সবচে’ খ্যাতনামা ও প্রভাবশালী শাত্তারী শায়খ ছিলেন 
মুহাম্মদ গওছ গোয়ালিয়রী (মৃ. ৯৭০ হিজরী)। তিনি অত্যন্ত জনপ্রিয় ছিলেন 
এবং লোকে তার প্রতি আকৃষ্ট ছিল এবং তীর শান-শওকত আমীর-উমারা ও 
.মন্ত্রীদের দরবারকেও ম্লান করে দিত। তাঁর জায়গীর থেকে প্রাপ্ত আয়ের পরিমাণ 
ছিল নয় লক্ষ রৌপ্য মুদ্রা (কতিপয় বর্ণনায় এক কোটির মত বলা হয়েছে)। তার 
হাতীশালে চল্লিশটি হাতী ছিল এবং বিরাট এক দল চাকর-বাকর সর্বদা তীর 
সেবায় নিরত থাকত। আগার বাজার পরিদর্শনে বের হলে লোকের ভীড় বেড়ে 
যেত। সকলকে মাথা ঝুকিয়ে সালাম করতেন, এমনকি জীনের উপর তীর 
. সোজা হয়ে বসাও কঠিন হয়ে যেত। মোল্লা আবদুল কাদির বদায়ুনীর বর্ণনা 
মুতাবিক শায়খ মুহাম্মদ গওছ সম্রাট আকবরকে কৌশলে তীর মুরীদ বানিয়ে 
নিয়েছিলেন। কিন্তু সম্বাট সত্রই নিজেকে এর থেকে মুক্ত করে নেন। তার এই 


১২ হযরত মুজাদ্দিদ আলফেছানী (র) 


আমীরানা, বরং বলা চলে, শাহী ঠাট-বাট সত্তেও সারা দেশে তীর দারিদ্র্যের 

কথাই লোকমুখে প্রচারিত ছিল। কাউকে সালামকালে' তিনি প্রায় রুকুর ন্যায় 

ঝুঁকে পড়তেন-চাই মুসলিম হোক অথবা অমুসলিম । উলামায়ে কিরামের এতে 
আপত্তি ছিল। তাঁর রচিত গ্রন্থের মধ্যে রয়েছে “জাওয়াহির-এ খামসা”, 

“মিরাজিয়া”১, “কানযুল-ওয়াহদাহ” এবং “বাহরুল-হায়াত” ।২ ভারতবর্ষের উপর 

এর বিরাট প্রভাব পড়ে এবং চিশতিয়া শাত্তারিয়া তরীকা সর্বসাধারণ্যে ছড়িয়ে 

পড়ে ।৩ মুজাদ্দিদ সাহেব তীর ইনতিকালের এক বছর পর জন্মগ্রহণ করেন। 
এই সিলসিলায় শায়খ আলী ইবনে কাওয়াম জৌনপুরী, যিনি আলী 
আশেকান সরাইমীরি নামে পরিচিত ও খ্যাত (মৃ. ৯৫৫ হিজরী), শায়খ লশকর 

মুহাম্মদ বুরহানপুরী (মৃ. ৯৯৩ হিজরী), আল্লাহ বখশ গড় মুক্তেশ্বরী (মৃ. ১০০২ 

হিজরী) অত্যন্ত জলীলুল কদর মাশায়েখ ছিলেন। বিরাট ও বিপুল সংখ্যক মানুষ 

তাদের থেকে উপকৃত হয়। আলী আশেকান সরাইমীরি সম্পর্কে কতক জীবনী 
লেখক লিখেছেন যে, তীর থেকে এত কারামত প্রকাশিত হয়েছে যে, হযরত 

আবদুল কাদির জিলানী (র.)-র পর অপর কারো থেকে তত প্রকাশিত হয়নি ।৪ 

শায়খ মুহাম্মদ গওছ গোয়ালিয়রীর স্থলাভিষিক্ত ও খলীফা শায়খ যিয়াউল্লাহ 

আকবরাবাদী (মৃ. ১০০৫ হিজরী) আল্লামা ওয়াজীহুদ্দীনের শাগরিদ ছিলেন। 
তিনি পয়ত্রিশ বছর আকবরাবাদে যো সম্রাট আকবরের রাজধানী ছিল) ছিলেন। 
কয়েকবার ডেকে পাঠানো হয়। মোল্লা আবদুল কাদির বদায়ুনী লিখেছেন যে, 

আমি তাঁকে সুন্নত মুতাবিক সালাম করলাম । এতে তিনি মনংক্ষুণ্র হন ও 

নিজেকে অপমানিত বোধ করেন এবং ইসলামের এই পরিচয়জ্ঞাপক চিহ্ন ও 

মানবশ্রেষ্ঠ রসূল (সা.)-এর সুন্নতের প্রতি বিদ্বপ করেন। বদায়ূনী তীর উত্তম চিত্র 

অংকন করেন নি এবং তীর ঠাউ্টা-বিদ্বপের অনেক কাহিনী লিখেছেন ।€ 

১. তীর মিরাজ হয়েছিল বলে তিনি দাবী করেন। ফলে গুজরাটের উলামায়ে কিরামের ভেতর গোলযোগ 
ঘটে। কিন্তু মালিকুল-উলামা শায়খ ওয়াজীহুদ্দীন (যিনি সে যুগে অধিকাংশ *আলিমের উত্তাদ ছিলেন)- 
এর ইলমী ব্যাখ্যায় এর নিরসন হয়। 

২. খস্থটি অমৃতকুণ্ডের অনুবাদ । শেখ মুহাম্মদ ইকরাম তদীয় “রদ-ই কাওছার” গ্রন্থে এ সম্পর্কে লিখেন ই 
এতে হিন্দু যোগী ও সন্ন্যাসীদের আচার ও ক্রিয়াকলাপের বিস্তারিত বর্ণনা তিনি ফারসীতে ভাষান্তর 
করেছেন। তার প্রাথমিক রচনা “জওয়াহির-ই খামসায়” এর ছিটে-ফোটা ঝলক দেখান। এ থেকে 
শাত্তারিয়া তরীকার এই (5) এর উপর আলোকপাত হয় যা এর হিন্দু যোগসাধনার সাথে 
ছিল। (৩৪-৩৬ পৃ. । 

৩. বিস্তারিত জানতে চাইলে দ্র. নুযহাতুল খাওয়াতির, ৪র্থ খণ্ড। 


8. বিস্তারিত জানতে চাইলে দ্র. ‘আরিফ আলী প্রণীত “আল-'আশিকিয়া” অথবা নু. খা. ৫-খ. 
৫. বিস্তারিত জানতে দেখুন মোল্লা আবদুল কাদির বিরচিত “মুনতাখাবুত্তাওয়ারীখ” অথবা নু. খা. ৫ খ. 


হিজরী দশম শতাব্দিতে মুসলিম বিশ্ব ১৩ 


এসব বুযুর্গ-মনীধী ছাড়াও শাহ আবদুল্লাহ সুন্দেলভী (৯২৪-১০১০ হি.) 
এবং শায়খ ঈসা ইবনে কাসিম সুন্দী যিনি হযরত শায়খ লশকর মুহাম্মদ ‘আরিফ 
বিল্লাহর খলীফা ছিলেন (যিনি হযরত মুজাদ্দিদ সাহেবের সমসাময়িক ও নিকট 
বয়সী ছিলেন), ছিলেন ইশকিয়া শাত্তারিয়ার খ্যাতনামা মাশায়েখগণের 
অন্তৰ্গত ৷১ 
ইশকিয়া শাত্তারিয়া সিলসিলার এসব নামকরা মাশায়েখ ছাড়া ভারতবর্ষে 
অপরাপর জলীলুল কদর মাশায়েখও বর্তমান ছিলেন যাদের অন্যান্য সিলসিলার 
সাথেও সম্পর্ক ছিল । এঁদের ভেতর একজন ছিলেন শায়খ চায়ীন লাদাহ সুহনবী২ 
(মৃ. ৯৯৮ হি.)। তিনি ‘ফুসূস’ ও 'নকদু'ন-নুসুস' গ্রন্থের দরস প্রদান করতেন। 
সমাট আকবর ছিলেন তীর ভক্ত । একদিন তাঁকে সালাতে মা‘কূস আদায় করতে 
দেখে তিনি চলে যান 1৩ দ্বিতীয় জন ছিলেন শাহ আবদুর রাষযাক ঝিনঝানাবী 
(৮৮৬-৯৪৯হি.) কাদেরী চিশতী । তিনি ছিলেন এমন একজন আলিম যিনি 
গ্রন্থকার ও মুদাররিস হত্তয়া সত্বেও স্বীয় যুগে ওয়াহদাতু'ল-ওজুদ এবং শায়খ 
আকবর৪-এর মতবাদের সবচে বড় নিশানবরদার ছিলেন । এ বিষয়ের উপর তীর 
লিখিত কয়েকটি পুস্তিকা রয়েছে। শায়খ আবদুল আধীয শকরবার (৮৫৮- 
৯৭৫হি.) ওয়াহদাতু'ল-ওজুদ মতবাদের একজন সমর্থক এবং "সাহিব-এ হাল' 
বুযুর্গ ছিলেন। তিনিও 'ফুসুসু'ল-হিকাম' এবং এর বিভিন্ন শরাহ পুস্তকের দরস 
প্রদান করতেন। এই বুযুর্গ হযরত শাহ ওয়ালী উল্লাহরে.)-র মাতৃকুলের উর্ধ্বতন 
পুরুষও ছিলেন। 
এই শতাব্দীতে হযরত শায়খ আবদুল কুদ্দুস গঙ্গুহী (মৃ.৯৪৪হি.) আধ্যাত্মিক 
খ্যাতির শীর্ষদেশে উপনীত হন এবং তীর দ্বারা চিশতিয়া সাবিরিয়া সিলসিলা 
নবতর শক্তি ও সজীবতা লাভ করে । তিনি ওয়াহদাতু'ল-ওজুদের গুপ্ত রহস্যসমূহ 
খোলামেলাভাবে প্রকাশ্যে বলতেন এবং এর দাঈ ছিলেন। জৌনপুরে শায়খ 
কুতবুদ্দীন বীনাদল(৭৭৬-৯২৫হি.) কলন্দরিয়া তরীকায় এবং আদ্বালা জেলার 
ক্যাথলে শায়খ কামাল উদ্দীন (মৃ. ৯৭১ হি.) কাদিরিয়া সিলসিলা ও হালকার 
মধ্যমণি এবং নেতৃস্থানীয় পুরুষ ছিলেন। তীর মাধ্যমে এই দু'টি তরীকা নবজীবন 
লাভ করে। শায়খ কামাল ক্যাথলী সম্পর্কে হযরত মুজাদ্দিদ সাহেব (র.) তার 
বুযুর্গ পিতা শায়খ আবদুল আহাদ থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ যখন 
5. দ্র. নু. খা. ৫ম খণ্ড ॥ 
২সুহনা পূর্ব পাঞ্জাবের গড়গানওয়াহ জেলার একটি পল্লী । এখানকার উষ্ণ গত্রবণ প্রসিদ্ধ । 
. ৩. নুযহাতুল খাওয়াতির, ৪র্থ খণ্ড; 
৪. মুহয়িউদ্দীন ইবনে আরাবী । 


১৪ হযরত মুজাদ্দিদ আলফেছানী রে) 
কাশফ-এর দৃষ্টিতে দেখা হয় তখন দেখা যায় যে, এই মহান সিলসিলায় 
€কাদিরিয়া সিলসিলায়) পীরানে পীর হযরত শায়খ আবদুল কাদির জিলানীর পর 
তীর চেয়ে বুলন্দ মরতবার অধিকারী কামালিয়াতসম্পন্ন শায়খ অপর কেউ 
দৃষ্টিগোচর হন না।১ অযোধ্যায় শায়খ নিজামুদ্দীন আমবীঠবী, বন্দেগী মিঞা 
নামে খ্যাত ও পরিচিত, (৯০০-৯৭৯ হি.) চিশতিয়া সিলসিলার একজন 
উচুদরের শায়খ, শরীয়তের সমর্থক এবং সুন্নতের অনুসারী বুযুর্গ ছিলেন। 
“ইহয়াউল-উলুম', “আওয়ারিফ' এবং রিসালা-ই মাক্কিয়ার উপর ছিল তার 
আমল । একবার জনৈক লোকের হাতে ‘ফুসূস’ দেখে তিনি তা কেড়ে নেন এবং 
অন্য একটি কিতাব অধ্যয়নের জন্য তাকে দেন। তীর সিলসিলায় যদিও সামা'-র 
ব্যাপক প্রচলন ছিল, কিন্তু তিনি নিজে এর থেকে মুক্ত ছিলেন ।২ 

এই ছিল তৎকালীন মুসলিম বিশ্বের ধর্মীয় ও আধ্যাত্মিক অবস্থা এবং এঁরাই 
ছিলেন ভারতবর্ষের বিভিন্ন চিন্তা-চেতনা ও শ্রেণী-সত নির্বিশেষে তরীকার শায়খ 
ও সিলসিলার বুযুর্গ যারা হিজরী দশম শতাব্দীতে বিভিন্ন জায়গায় নিজেদের 
আধ্যাত্মিক ও প্রশিক্ষণ কেন্দ্র কায়েম করে রেখেছিলেন এবং ভারতবর্ষের গভীর 
ধৰ্মীয় মন-মানস পোষণকারী আল্লাহপ্রার্থী এবং দরিদ্র প্রেমিক সর্বস্তরের মানুষ 
তাঁদের সঙ্গে কোন-না-কোনভবে সম্পর্কিত এবং তাদের ভক্ত ও অনুরক্ত ছিল । এ 
বিষয়টি এত বিস্তৃতভাবে এজন্য বলা হল যাতে মুজাদ্দিদ সাহেবের যুগের, 
পরিবেশ, রুচি-প্রকৃতি, প্রবণতা এবং সেযুগে দীনের পুনরুজ্জীবন ও 
পুনর্জাগরণের কাজের সমস্যা ও সম্ভাবনা দুটোরই পরিমাপ করা যায়। 


জ্ঞান রাজ্যের অবস্থা 

চেতনা ও দৃষ্টি, বিবিধ জ্ঞানের নবতর সংকলন এবং এসবের ভেতর উল্লেখযোগ্য 
ব্যাপ্তির শতাব্দী ছিল না। এইসব বৈশিষ্ট্য অষ্টম শতাব্দীর মধ্যবর্তী পর্যন্ত 
সুস্পষ্টরূপে প্রতিভাত হয়, যে শতাব্দীতে শায়খুল ইসলাম হাফিজ ইবনে তায়মিয়া 
(মৃ.৭২৮ হি.), শায়খুল ইসলাম তকীধ্যুদ্দীন ইবন দাকীকু'ল-*ঈদ (মৃ.৭০২ 
হি.), আল্লামা আলাউদ্দীন আল-রাবী (মৃ. ৭১৪ হি.), আল্লামা জামালুদ্দীন 
আবুল হাজ্জাজ আল-মিযযী মৃ.৭৪২ হি.) এবং আল্লামা শামসুদ্দীন আয-যাহবী 
(মৃ.৭৪৮ হি.) ও আল্লামা আবু হায়্যান নাহবী (মৃ.৭৪৫ হি)-র মত সর্বজনশ্রদ্ধেয় 
১. যুবদাডুন-মকামাত, ১০৮ পৃ. 

২. বিস্তারিত জানতে চাইলে দেখুন নুষহাতুল খাওয়াতির, ৪র্থ খণ্ড; 


হিজরী দশম শতাব্দিতে মুসলিম বিশ্ব ১৫ 


উলামা" জন্থহণ করেন যীরা হাদীস, উসূল, ইলমে কালাম,রিজাল শান্তর এবং 
আরবী ভাষা ও সাহিত্যে উন্নত মানের মূল্যবান রচনা রেখে যান। হাদীস শাস্ত্রের 
ইমাম ফতহুল বারী প্রণেতা আল্লামা ইবনে হাজার আল-আসকালানী (মৃ.৮২৫ 
হি.)-র যুগও অতিক্রান্ত হয়ে গিয়েছিল, ধীর বুখারীর তুলনাহীন ব্যাখ্যা গ্রন্থ 
(ফতহুল বারী) সম্পর্কে বলা হয়েছে ৪ এর! ১৯5১2 ১ মক্কা বিজয়ের পর 
যেমন হিজরতের সুযোগ নেই তেমনি ফতহুল বারীর পরও বুখারীর কোন 
ব্যাখ্যাগ্স্থ নিশ্য়োজন)। 

দশম শতাব্দীর অধিকাংশই সংকলন, বিন্যাস, সরলীকরণ ও সংক্ষিপ্তকরণের 
শতাব্দী ছিল। এরপরও এর প্রথম ভাগে আল্লামা শামসুদ্দীন সাখাবী মৃ.৯০২ 
হি.) এবং আল্লামা জালালুদ্দীন জুযূতী (মৃ. ৯১১ হি.)-র মত ধর্মীয় জ্ঞানে 
সমুদ্রতুল্য ইসলামের অন্যতম লেখক-শ্রেষ্ঠ গুযরে গেছেন। আল্লামা সাখাবী 
সম্পর্কে কোন কোন আলিমের উক্তিঃ ইমাম শামসুদ্দীন-এর পর ইলমে হাদীস, 
রিজালশান্ত্র ও ইতিহাসে তীর পর্যায়ের আর কোন ব্যক্তিত্বের জন্ম হয়নি। তারপর 
থেকেই হাদীসশানত্রের অধঃপতন যুগ শুরু হয়৷ উসুল এবং মুসতালিহাতুল 
হাদীস-এ ভার কিতাব “ফতহু'ল-সুগীছ বিশারহি আলফিয়াতিল-হাদীছ"” এবং 
রিজাল আলোচনায় lil ০০ 0২ ৮০১। ০১০৪। আপন বিষয়-বন্তুর উপর 
তুলনাহীন সৃষ্টি মনে করা হয়ে থাকে। আল্লামা সুয়ৃতী সকল রকমের প্রশংসা ও 
পরিচিতির উর্ধে । তাকে ইসলামের ইতিহাসের শ্রেষ্ঠতম লেখক হিসাবে গণ্য 
করা হয়ে থাকে । তীর কোন কোন গ্রন্থ স্বীয় বিষয়বস্তুর উপর বিশ্বকোষের মর্যাদা 
রাখে। তৎকৃত তফসীরে জালালায়ন-এর প্রথম অর্ধাংশ শতাব্দীর পর শতাব্দী 
পাঠ্য পুস্তক হিসাবে পঠিত হয়ে আসছে এবং আজ পর্যন্ত তার নামকে চির অমর 
করে রেখেছে। 


এই শতাব্দীতে মিসর, সিরিয়া ও ইরাকে হাদীস ও রিজীলশান্ত্র, ইরানে 
যুক্তিশান্ত্র ও দর্শন, তুর্কিস্তান ও ভারতবর্ষে ফিকহ শাস্ত্রের (হানাফী) জোর ছিল 
এবং একেই মর্যাদার মাপকাঠি ও একেই কামালিয়াতের সৰ্ব্বোচ্চ দর্জা মনে করা 
হত। মিসরে সহীহ বুখারীর ভাব্যগ্রন্থ প্রণেতা আল্লামা আহমদ ইবনে মুহাম্মদ 
কাসতাল্লানী মে.৯২৩ হি.), শায়খুল ইসলাম যাকারিয়া আনসারী মৃ.৯২৫ হি.) 
তুরক্ষে তফসীর প্রণেতা আল্লামা আবুস সুউদ (মৃ.৯৫২ হি.) হেজাযে আস- : 
সাওয়াইকুল-মুহরিকাসহ আরও বহু গ্রন্ত্রের লেখক আল্লামা ইবনে হাজার, 
হায়তামী (মৃ.৯৭৪ হি.), কানযু*ল-উন্মাল-এর লেখক আল্লামা আলী মুত্তাকী 


১৬ হযরত মুজাদ্দিদ আলফেছানী রে) 


(মৃ.৯৭৫ হি) জ্ঞানমার্ণের এক একজন উজ্জল জ্যোতিফস্বরূপ ছিলেন এবং 
তৎকালীন বিশ্বের এক বিরাট অংশকে রতুসম তাদের অমূল্য জ্ঞানরাজি বিতরণ 
পূর্বক উপকৃত হওয়ার সুযোগ দিচ্ছিলেন। মশহুর মুহাক্কিক ও যুনসিফ (কোষী, 
বিচারক) হানাফী আলিম ও গ্রন্থকার মোল্লা আলী কারী আফগানিস্তানের হেরাত 
প্রদেশে জনুগহণ করলেও মক্া মু'আজ্জমাকে বসবাসের জন্য নির্বাচিত করে এক 
বিরাট জগতকে স্বীয় ইল্ম দ্বারা ধন্য ও উপকৃত করেন। ১১শ শতাব্দীর প্রথম 
ভাগে তার ইনতিকাল হলেও তীর জ্ঞানগত ও কিতাবী (লেখনী) খেদমতের কাল 
হিজরী দশম শতাব্দীই ছিল। এই শতাব্দীর শেষ ভাগে বিখ্যাত সাহিত্যিক ও 
এ্রতিহাসিক আল্লামা কুতবুদ্দীন নহরওয়ালী১ মক্কী (আল-আ'লাম ফী আখবারি 
বায়তিল্লাহি'ল-হারাম' নামক গ্রন্থের প্রণেতা) ৯৯০ হিজরীতে ইনতিকাল করেন। 
এই মনীষীর জন্মুও হয়েছিল ভারতবর্ষের মাটিতেই এবং তুরস্ক ও হেজাষের সুল- 
তান ও আমীর-উমারা যার যোগ্যতার যথাযথ সম্মান ও স্বীকৃতি দেন। 


ইরান ভূখণ্ড আল্লামা জালালুদ্দীন দাওওয়ানী (মৃ. ৯১৮ হি.), মোল্লা ইমাদ 
ইবন মাহমুদ তারিমী (মৃ. ৯৪১ হি.) এবং আল্লামা গিয়াছুদ্দীন মনসুর (মৃ. ৯৪৮ 
হি.)-এর জন্য স্বভাবতই গর্ব করতে পারে যারা জ্ঞান-বিজ্ঞানের স্রোত বইয়ে 
দিয়েছিলেন যার প্রবল তরঙ্গ ভারতবর্ষ পর্যন্ত পৌছে গিয়েছিল এই যুগের শেষ 
পাদের বড় বড় উলামায়ে কিরামের ভেতর ছিলেন শায়খ মুহাম্মদ ইবন আশ- 
শায়খ আবি*ল-হাসান সিদ্দিকী আশ-শাফিঈ আশ“আরী মিসরী যাঁকে “আল- 
উত্তাযুল আজম” এবং “কুতুবুল-“আরিফীন” উপাধিতে স্মরণ করা হয়ে থাকে । 
তিনি বিশ্ময়কর ও অত্যতূত সব বিষয় ও টিকা-টিগ্ননী বর্ণনার ক্ষেত্রে তুলনাহীন 
ছিলেন এবং আয়াতে পাকের সম্পর্ক নির্ধারণে এবং কুরআন পাকের তফসীর, 
হাদীস ও ফিকহ-এর ক্ষেত্রে তার জুড়ি ছিল না। মিসরের বিখ্যাত জামি 
আযহার-এ তিনি 'দরস প্রদান করতেন। আগ্রহী শিক্ষার্থীরা চতুর্দিক থেকে 
পতঙ্গের মতই এসে ঝাঁপিয়ে পড়ত। এরই সাথে তিনি বিরাট বাতেনী জ্ঞানের 
অধিকারী, তরীকতের পীর ও সাহিত্যিক ছিলেন।২ ১৯৯৩ হিজরীতে তার 
ইনতিকাল হয়। ঠিক তেমনি প্রখ্যাত ভারতীয় মুহাদ্দিস রহমতুল্নাহ ইবন 
‘আবদুল্লাহ সিন্ধী হানাফী (মৃ. ৯৯৪ হি.) হেজাযে বসে হাদীসে নববী (সা)-র 


১, নহরওয়ালা নহলওষাড়ার আরবী রডান্ত পট্টন (গুজরাট)-এর পুরনো নাম। ৪১৬ হিজরীতে 
সুলতান মাহমূদ গযনবী একে জয় করেন। 
২. বিস্তারিত জানতে চাইলে দেখুন “আন্-নুরুস সাফির' ৪১৪ পৃ. 


হিজরী দশম শতাব্দিতে মুসলিম বিশ্ব ১৭ 
ব্যাপক প্রসার ঘটান এবং হাদীসশাস্তরে স্বীয় যোগ্যতা ও প্রতিভার স্বীকৃতি আদায় 
করেন। মালিকুল উলামা আল্লামা ওয়াজীহুদ্দীন ইবন নসরুল্লাহ্‌ গুজরাটী যিনি 
অর্ধ শতাব্দী ধরে ধর্মীয় ও বুদ্ধিবৃত্তিক জ্ঞানের নানা শাখায় দরস প্রদান করেন। 
তীর ছাত্ররা এক শতাব্দীর অধিককাল পঠন-পাঠনের সিলসিলায় তৎপর থাকে । 
এই শতকের শেষ অর্ধেক তিনি আলোকোজ্জ্বল প্রভা বিস্তার করে রাখেন এবং 
এই শতকের একেবারে শেষ দিকে ইনতিকাল করেন (৯৯৮ হি.)। সে সময় 
য়ামন ছিল হাদীস বর্ণনা ও সনদের ক্ষেত্রে সর্ববৃহৎ কেন্দ্র এবং য়ামানী মুহাদ্দিস 
শীর্ষস্থানীয় ছিলেন। উল্লিখিত ৯৯৮ হিজরীতেই তিনি ওফাতপ্রাপ্ত হন।১ 


এই আমলেই ভারতবর্ষে ইরানের মনীবীবর্গের আগমন শুরু হয়ে গিয়েছিল 
ধারা ‘আল্লামা জালালুদ্দীন দাওওয়ানী, মোল্লা ইমাদ ইব্‌ন মাহমুদ তারিমী এবং 
মীর গিয়াছুদ্দীন মনসূরের ফয়েযপ্রাপ্ত ছিলেন। সম্রাট হুমারুন-এর শাসনামলে 
মওলানা যয়নুদ্দীন মাহমুদ কামানগীর বাহদাঈ (মওলানা “জামী ও মওলানা 
আবদুল গফুর লারীর ছাত্র) ভারতে আসেন। সম্রাট তাকে অত্যন্ত সম্মান ও শ্রদ্ধা 
সহকারে গ্রহণ করেন। সম্রাট আকবরের যমানায় হাকীম আবুল ফাতাহ গীলানী, 
হাকীম হুমায়ূন (হাকীম হুমাম) এবং নূরুদ্দীন কারারী নামের বিজ্ঞ তিন ভ্রাতা 
গীলান থেকে আগমন করেন এবং রাজদরবারে প্রভাব সৃষ্টি করেন। কিছুকাল পর 
মোল্লা মুহাম্মদ য়াযদী বিলায়েত ইরান) থেকে আগমন করেন। আমীর 
ফতনুল্লাহ শীরাধীও বিজাপুর অবস্থানের পর সম্রাট আকবরের দরবারে যোগ দেন 
এবং দরবারের সৌন্দর্য বৃদ্ধি করেন। তিনি ছিলেন মীর গিয়াছুদ্দীন মনসূরের 
শাগরিদ। ৯৯৩ হিজরীতে তিনি সভাপতি (১...) পদে বরিত হন। ভারতবর্ষে 
ইরানী রচনাবলী তারাই নিয়ে আসেন। তীরা এখানকার নিসাব 
(পাঠ্যক্ৰম বা ) এবং পাঠ দানের তরীকা বা পন্থার উপর এত গভীর 
প্রভাব ফেলেন/ধা শেষাবধি দরস-ই নিজামী নামে পরিবর্তিত উন্নত সংস্করণে রূপ 
নেয় এবং রব ভারবর্ষের ‘ইলমী ও দরসী (শিক্ষিত ও জ্ঞানী) মহলে আজও প্রভাব. 
জীকিয়ে 1২ 
ও র বহু বিজ্ঞ মনীবী ও সাহিত্যিকের নাম পাওয়া যার দরবারে যীদের 
১7 ভার জীবন কাহিনী ও কামালিয়াত সম্পর্কে জানতে আল্লামা ইবন আলী শওকানীর গ্রন্থ ১ 
/ Jug 4 
২. বিস্তারিত জানতে চাইলে দেখুন সায়্যিদ আবদুল হাই হাসানী কৃত 4311 ৪ 3:2১৮-০31 SALE 
টি * 


১৮ হযরত মুজাদ্দিদ আলফেছানী রে) 
প্রভাব ছিল ।১ 

আফগানিস্তান তার সৈনিকবৃত্তি ও তলোয়ারবাজির সাথে সাথে "ইল্ম ও 
দরস জ্ঞান ও পঠন)-এর সম্পদ থেকেও বঞ্চিত ছিলনা । কাধী মুহাম্মদ আসলাম 
হারাবী ১০৬১ হিজরীতে, ভারতবর্ষের মাটিতেই যার ইনতিকাল হয়েছিল, 
হেরাতে জন্মখহণ করেন এবং আফগানিস্তানেই মওলানা মুহাম্মদ ফাষেল বাদাখ- 
শানীর নিকট ইল্ম হাসিল করেন। মওলানা মুহাম্মদ সাদিক হালওয়াইও সে 
সময় আফগানিস্তানের অন্যতম প্রখ্যাত ‘আলিম ছিলেন। হেরাত ইরান সীমান্তে 
অবস্থিত হবার কারণে জ্ঞান-বিজ্ঞানের কেন্দ্র (মারকাষ) ছিল এবং এর সন্তানদের 
ভেতর কাযী মুহাম্মদ আসলাম হারাবী এবং তারই নামকরা ও কৃতবিদ্য সন্তান 
মওলানা মুহাম্মদ যাহিদ (যিনি ভারতের শিক্ষকমহলে অত্যন্ত পরিচিত ও মশহুর 
ব্যক্তিত) দর্শন শাস্ত্রে অত্যন্ত খ্যাতি লাভ করেন। অনেককাল পর্যন্ত শেষোক্ত 
জনের তিনটি টীকাগ্রন্থ, যা ২28১1 নামে মশহুর-_আলিম-'উলামা ও 
শিক্ষকমহলের মনোযোগের কেন্দ্রবিন্দু ও মর্যাদার মাপকাঠি হয়ে আছে। 

ভারতীয় উপমহাদেশের ছাত্রদের শিক্ষা গ্রহণের ও উপকৃত হবার এই সম্পর্ক 
কেবল ইরানী মনীষী: এবং বিলায়েতের উত্তাদদের সঙ্গেই অব্যাহত ছিল না, 
মিসর, হেজাষ এবং য়ামনের মুহাদ্দিছদের সাথেও কায়েম ছিল। শায়খ রাজেহ 
ইবন দাউদ গুজরাটি (মৃ.৯০৪ হি.) আল্লামা সাখাবী থেকে হাদীস পাঠ করে 
ছিলেন। আল্লামা সাখাবী তাকে শায়খ মুহ্য়িউদ্দীন ইবন আরাবী সম্পর্কে শায়খ 
আল-“আলা আল-বুখারীর অভিমত ও দৃষ্টিভঙ্গি কি তা বলেছিলেন যাতে তিনি 
ভারতীয় মাশায়েখ ও উলামায়ে কিরামকে তা অবহিত করেন এবং শায়খ-ই 
আকবর সম্পর্কে তারা যে সুধারণা পোষণ করেন তার নিরসন হতে পারে।২ 
আল্লামা সাখাবী ₹১|”-4। নামক গ্রন্থে তীর এই ভারতীয় শাগরিদের সম্পর্কে 
আলোচনা করেছেন এবং তীর জ্ঞানবত্তার স্বীকৃতি দিয়েছেন। স্বীয় যুগের হাদীস 
শাস্ত্রের ইমাম “কানুষ'ল-'উন্মাল'-এর লেখক শায়খ "আলী ইবন হুসসামুদ্দীন 
আল-মুত্তাকী বীর সম্পর্কে বলা হয় যে,'সুয়ূতীর দান সমগ্র দুনিয়ার উপর এবং 
আলী মুত্তাকীর দান রয়েছে স্বয়ং সুয়তীর উপর-_ আল্লামা আবুল হাসান আশ- 
শাফিঈ আল-বিকরী, মক্কার হারাম শরীফের মুদার্রিস এবং আল্লামা শিহাবুদ্দীন 
আহমদ ইবনে হাজার মক্কী, মুফতী ও মুহাদ্দিছ-ই মন্কার ছাত্র ছিলেন। 

উপরিউক্ত আলোচনা থেকে আপনি নিশ্চয় পরিমাপ করতে পেরেছেন যে, 
ভারতীয় উপমহাদেশ সমুদ্র ও গগন পাহাড়-পর্যত বেষ্টিত হওয়া সত্বেও 
১. বিস্তারিত জানতে চাইলে দেখুন নু.খা. ৪র্থ খণ্ড; 
২. নুযহাতুল খাওয়াতির, ৪র্থ খণ্ড। 


"হিজরী দশম শতাব্দিতে মুসলিম বিশ্ব ১৯ 


বেলুচিস্তানের বোলান এবং উত্তর পশ্চিম সীমান্তের খাইবার গিরিপথই যার 
বহির্বিশ্বের সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম) জ্ঞানগত ও সাংস্কৃতিক দিক 
দিয়ে বহির্বিশ্বের সাথে একেবারে সম্পর্কচুত ছিল না। শিক্ষাদান ও শিক্ষা গ্রহণের 
ধারা অব্যাহত ছিল যদিও এধারায় শিক্ষা প্রদানের চেয়ে গ্রহণ এবং রফতানীর 
চেয়ে আমদানী কার্যক্রম বেশী ছিল এবং এমনটি হওয়াই ছিল স্বাভাবিক । কেননা 
ভারতবর্ষে দীন ও ইল্ম দুটোই তুর্কিস্তান ও ইরানের পথ ধরেই পৌছেছিল। 


মানসিক অস্থিরতা এবং আকীদার ক্ষেত্রে বিক্ষিপ্ত চিন্তা 

কিন্তু দশম শতাব্দীর রাজনৈতিক, ধর্মীয় ও জ্ঞানগত পর্যালোচনা অসম্পূর্ণ 
থাকবে যদি সেই মানসিক অস্থিরতা এবং আকীদাগত বিক্ষিপ্ত ও বিশৃংখল 
অবস্থার কথা আলোচনা না করি যা সেই যুগে ভারতবর্ষে এবং তার প্রতিবেশী 
দেশগুলোতে কোথাও কোথাও পাওয়া যেত যাতে করে উক্ত শতাব্দীর সঠিক 
অবস্থা আমাদের সামনে এসে যায় এবং এই ভুল বোঝাবুঝিও না থাকে যে, 
জীবন-নদী যা হাযারো মাইলের দূরতে প্রবাহিত হচ্ছিল পরিপূর্ণ শান্ত ছিল যার 
ভেতর দীনের তা'লীম ও তার প্রচার এবং আখলাক ও রূহানিয়াত (চরিত্র ও 
আধ্যাত্বিকতা)-এর প্রশিক্ষণ ও উন্নতির নৌকা পরিপূর্ণ ও নিরুদ্ধেগ প্রশান্তির 
সাথে চালনা করা যেতে পারে এবং কোন প্রকার তরঙ্গাখাতে কিংবা ঘূর্ণাবর্তে এর 
নিমজ্জিত হবার আশংকা ছিল না। যদি এমনটি হত তাহলে ইসলামের 
পুনরুজ্জীবন ও নবজাগরণের পরিবর্তে তা'লীম ও তরবিয়ত “তথা শিক্ষা ও 
প্রশিক্ষণ’ এবং নশর ও ইশাআত তথা প্রচার-প্রসার- এই শিরোনামই এর জন্য 
অধিকতর উপযোগী ছিল। ভারতবর্ষ ইসলামের ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্র (পবিত্র 
হেজায ভূমি, মিসর, সিরিয়া ও ইরাক) থেকে দূরবর্তী স্থানে অবস্থিত হবার 
কারণে, তুর্কিস্তান ও ইরান হতে ইসলাম এখানে পৌঁছুবার দরুন, তদুপরি আরবী 
ভাষার প্রচলন না হওয়াতে, বিশেষত ইলমে হাদীস যেদ্ঘারা দীনের সহীহ রূহ, 
সুন্নত ও বিদ'আতের পার্থক্য, আমর বি’ল-মা'রূফ ওয়া নাহী “আনি'ল-মুনকার 
তথা সৎকাজে আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ-এর প্রয়োজনীয়তার 
অনুভূতি এবং বিশুদ্ধ ধর্মীয় খতিয়ান নেওনের যোগ্যতা সৃষ্টি হয়)-এর প্রচার না 
হওয়া , হজ্জ ও ইল্ম হাসিলের জন্য বাইরের দেশগুলোতে সফরের কষ্ট-ক্লেশ, 
ইসলাম অনুসারীদের বিপুল সংখ্যক অমুসলিম জনগোষ্ঠী কর্তৃক পরিবেষ্টিত থাকা 
(খারা নিজেদের ধর্ম বিশ্বাসে কন্টর গোড়া, অমুসলিম রসম-রেওয়াজ তথা 
প্রথা-পদ্ধতির কঠোর অনুসারী এবং সীমাতিরিক্ত কল্পনাপুজারী) ভারতীয় 
উপমহাদেশের মুসলমানদেরকে বিশৃংখল ও অরাজকতাপ্রিয় দাওয়াত, বিভ্রান্ত 


¥ 


০ 


২০ হযরত মুজাদ্দিদ আলফেছানী রে) 


ফের্কা এবং ভাগ্যান্বেধী ধর্মীয় নেতাদের সহজ শিকারে পরিণত করে। এই 
পর্যায়ের একটি রূপ ছিল শী‘আ মতবাদের সেই কট্টর ও আক্রমণাত্মক অবয়ব যা 
ইরানীদের প্রভাবে দক্ষিণ ভারতের কতক স্থানে ও কাশ্মীরে জন্ম নেয়। হিজরী 
দশম শতাব্দীর মধ্য ভাগে আহমদ নগর সাম্রাজ্যের শাসনকর্তা বুরহান নিজাম 
শাহ্‌ শায়খ তাহির ইবনে রাদী ইসমাঈল কাযভীনির প্রভাবে (যিনি ইরান থেকে 
শাহ ইসমাঈল সাফাবীর ভয়ে আহমদ নগর পালিয়ে এসেছিলেন) শী“আ মতবাদ 
কবুল করেন এবং এতে বাড়াবাড়ির চূড়ান্ত করে ছাড়েন। এমনকি তিনি মসজিদ, 
খানকাহ, হাটবাজার ও সড়কগুলোতে প্রকাশ্যভাবে খলীফাত্রয় (আবূ বকর, ওমর 
ও উসমান রা)-এর উপর অভিশাপ বর্ষণের নির্দেশ দেন। এই দায়িত্‌ 
সম্পাদনকারীদের বিরাট অংকের বেতন-ভাতা বরাদ্দ করা হয়। আহলে সুন্নত 
ওয়া'ল-জামা“আতের বহু লোককে হত্যা ও বন্দী করা হয়।১ অপর দিকে মীর 
শামসুদ্দীন ইরাকীর চেষ্টায় কাশ্মীরে শী‘আ মতবাদ বিস্তার লাভ করে। তিনি 
শী‘আ মতবাদ প্রচারে অত্যন্ত তৎপরতা প্রদর্শন করেন। কথিত আছে যে, তার 
চেষ্টায় চৌত্ৰিশ হাজার হিন্দু শী“আ মতবাদ গ্রহণ করে। এও কথিত আছে যে, 
তিনি একটি নতুন ধর্মের পত্তন করেন যার নাম ছিল নূর বখশী। ফিকহ শাস্ত্রে 
একটি গ্ৰন্থও প্রণয়ন করেন যার মসলা-মাসায়েল না আহলে সুন্নত ওয়া'ল- 
জামাআতের মসলা-মাসায়েলের সাথে সাযুজ্যপূর্ণ ছিল, না ইমামিয়া ফের্কার 
সাথেই সংগতিপূর্ণ ছিল। এও কথিত আছে যে, কাশ্মীরে একটি নতুন ফের্কার 
উদ্ভব ঘটে যার “আকীদা ছিল যে, সায়্যিদ মুহাম্মদ নূর বখৃশ প্রতিশ্রুত মাহদী ।২ 
৯৫০ হিজরীতে পারস্য সাম্রাজ্যের সমর্থন ও সামরিক সাহায্য লাভের জন্য 
সম্রাট হুমায়ুন পারস্য সম্রাটের দ্বারস্থ হন। এ সময় শাহ তাহমাম্প ছিলেন পারস্য 


_সম্বাট ৷ পারস্য সম্রাট হুমীয়ুনকে শী'আ মতবাদ কবুলের অনুরোধ জানান। 


হুমায়ুন সম্নাটকে একটি কাগজের উপর শী‘আ মতবাদের আকীদাসমূহ লিখে 
দিতে বলেন। অতঃপর তিনি লিখিত আকীদাসমূহ পাঠ করেন। সম্রাটের 
ধর্মবিশ্বাস পরিবর্তনের যদিও কোন নির্ভরযোগ্য সাক্ষ্য-প্রমাণ নেই, কিন্তু এতে 
কোনই সন্দেহ নেই যে, ইরানে অবস্থান, শাহানশাহ-ই ইরানের বদান্যতামূলক 
মেববানী ও মুসাফির প্রীতি এবং তার উদার সামরিক সাহায্যের প্রতিদান হিসেবে 
কৃতজ্ঞতার দিনর্শনস্বরূপ তার হৃদয় কন্দরে শী“আ ইছনা “আশারী মযহাবের জন্য 
১. বিস্তারিত জানতে চাইলে দ্র, মুহাম্মদ কাসিম বিজাপুরী লিখিত “তারীখে ফিরিশতা” 


থ্েন্কার ইছনা আশারিয়া ফের্কাভুক্ত ছিলেন)। 
২ প্রাগুক্ত; 


| হিজরী দশম শতাব্দিতে মুসলিম বিশ্ব চে 

একটি সুকোমল আশ্রয় অনিবার্ধভাবেই সৃষ্টি হয়ে থাকবে যা তার গোড়া 
ধর্মবিশ্বাসী তৈমূরী বংশধরদের হৃদয়ে (খারা গোঁড়া বিশ্বাসী সুন্নী হানাফী ছিলেন 
এবং তাঁদের কেউ কেউ নকশবন্দিয়া তরীকার বুযুর্গদের মুরীদ হিসাবেও সম্পর্কিত 
ছিলেন) পাওয়া যেত না। হুমায়ূনের সাহায্যের জন্য ইরান থেকে কিষিলবাশ 
আমীরগণ এসেছিলেন। হুমায়ুন স্বয়ং নেক দিল, মার্জিত ও সভ্য মানুষ ছিলেন । 
সর্বদাই তিনি বা-ওযু থাকতেন। পাক-পবিত্র অবস্থা ব্যতিরেকে তিনি আল্লাহ 
রসূলের নাম নিতেন না। লাইব্রেরীর সিঁড়ি থেকে নামতে গিয়ে যেখানে আযান 
শ্রবণের সম্মানার্থে বসে পড়েছিলেন, পা পিছলে পড়ে যান। অতঃপর এই 
আঘ্বাতেই তিনি ১৫ই রবীউ'ল-আওয়াল ৯৬৩ হি.-তে ইনতিকাল করেন। 
খানান ছিলেন অতি উত্তম ও বহু সদপগুণবিশিষ্ট আমীর ও সর্দার । কোমল হৃদয়, 
জুমু'আা ও জামা'আতের পাবন্দ, উলামা ও বুযুর্গানের দীনের কদরদান ছিলেন 
তিনি। কিন্তু তিনি ছিলেন তাফবীলী (৬...) । তীর বিখ্যাত উক্তি 8 

sl mn ৬ পল She PE HT ক এ ০০৪] এত এ 9১০ ৪ 
যে সম্রাটের আধিপত্য ভূমণ্ডল ও নভোমণ্ডল অতিক্রম করে, সেও যদি আলী 
(রা)-এর গোলাম হয়, তবে তার মাথায় ধুলি নিক্ষিপ্ত হোক। 

মীর শরীফ আমেলী বিজ্ঞান ও দর্শনে অত্যন্ত বিজ্ঞ ও পারদর্শী ছিলেন। তিনি 
সম্রাট আকবরের আমলে ভারতবর্ষে আসেন। আকবর তীকে অত্যন্ত সমাদর 
করেন। ৯৯৩ হি.-তে প্রথমে কাবুল, অতঃপর ৯৯ হিজরীতে বাঙলার সভাপতি 
(১) পদে নিযুক্ত করেন এবং তাকে আজমীর ও মোহানে জায়গীর প্রদান 
করেন। “মাআছিরুল-উমারা”-র লেখক খাফী খানের বর্ণনা মুতাবিক তিনি 
ধর্মদ্ৰোহিতামূলক ধ্যান-ধারণা পোষণ করতেন। তাসাওউফকে দর্শন শান্ত্রের সঙ্গে 
মিশ্রিত করেন এবং সম্রাট ও সৃষ্টির একই অস্তিত্ব এই মতবাদের সমর্থক 
ছিলেন। 

ভারতবর্ষে দু'টি আন্দোলন ছিল খুবই বিশৃঙখলপ্রিয় এবং ইসলামী 
জীবনাদর্শের পক্ষে বিপজ্জনক ও ধ্বংসাত্মক। এর ভেতর একটি ছিল যিকরী 
আকীদা ও ফের্কা। এর বুনিয়াদ ছিল এই আকীদার উপর যে, হিজরী ১ম সহ- 
প্রাব্দে নবুওতে মুহাম্মদীর সমাপ্তি এবং ২য় সহস্রাব্দ থেকে একটি নতুন নবুওত ও 
হেদায়াতের সূচনা ঘটবে। এই আন্দোলন বেলুচিস্তানে শাখা-প্রশাখায় পল্পবিত 
হয়। কিন্তু তারা যাকে পয়গম্বর হিসেবে মান্য করত তার ভাষায় ৯৭৭ হিজরীতে 
আটক নামক স্থানে তার আবির্ভাব ঘটে । এই ফের্কার কিতাব “বিকরী কৌন 


২২ হযরত মুজাদ্দিদ আলফেছানী (রে) 
হ্যায়?” (যিকরী কারা?)-এর গ্রন্থকার যিকরিয়া ফের্কার প্রতিষ্ঠাতা মোল্লা 
মুহাম্মদ-এর আলোচনা করতে গিয়ে লিখেন ঃ 

“তিনি সোমবার ৯৭৭ হিজরী ভোরবেলা কুতব শহর থেকে যমীনের দিকে 

পাহাড়ের উপর কদম মুবারক স্থাপন করত আবির্ভূত হন1”১ 

যিকরীগণ মোল্লা মুহাম্মদকে শেষ নবী, সর্বোত্তম রসূল এবং প্রথম ও শেষ 
নূর হিসাবে মানে। “মূসানামা’ নামক হস্তলিখিত পাগুলিপিতে রয়েছে ঃ 
৩০৩১০3০২15২ RS ARGS Il ০৪০৯ 21০4৫ 155 3৭ 

-৭০০৯১১০ lin 4S ০০০০] ০৯ ০:১৯ 

“আল্লাহ তা'আলা বললেন যে, হে মুসা! মাহদীর পর আর দ্বিতীয় কাউকে 

পয়গম্বর করি নাই; মাহদী হল পূর্ববর্তী ও পরবর্তীদের নূর যাকে আমি সৃষ্টি 

করব ।” (১১৮ পৃ.) 

এই ফেব্কার পুস্তকাদি যেমন 'মি'রাজনামা' হেস্তলিখিত পাঙুলিপি), ছানা-ই- 
মাহদী (মুদ্রিত), সফরনামা-ই মাহদী, যিকর-ই ইলাহী প্রভৃতিতে এমন সব 
সুস্পষ্ট বাক্য হেবারত) স্থান পেয়েছে যদৃদ্বারা মোল্লা মুহাম্মদের পাপমুক্তি ও 
পবিত্রতা এবং তার সম্পর্কে এমন সব বাড়াবাড়িপূর্ণ আকীদা-বিশ্বাস প্রকাশ পায় 
যদ্বারা সমস্ত আধিয়া-ই কিরামের উপর তার শ্রেষ্ঠতৃ এবং নবী করীম (সা)-এর 
উপর তার ফযীলত ও মর্যাদা, দুঃসাহস, অপবাদ আরোপ ও সৃষ্টি এবং মনগড়া ও 
আজগুবী ধরণের নানা রকম প্রতারণার আশ্চর্য সব নমুনা জাহির হয়। তারা 
নিজেদের একটি স্থায়ী কালেমাও তৈরী করেছিল যা ছিল নিম্নরূপ ৪ 


dll 15০১ ৫০ ০০০০ এএ এব] ২] ALY 


অর্থ ৪ “আল্লাহ ব্যতিরেকে আর কোন ইলাহ নেই, নুর পাক মুহাম্মদ মাহদী 
আল্লাহ্‌র রসূল ।” যারা সালাত আদায় করত তাদেরকে তারা কাফির বলত এবং 
তাদেরকে নিয়ে হাসি-মস্করা করত ।২ তদ্রূপ সওম (রোযা), হজ্জ, যাকাতকেও 
তারা ইনকার অস্বীকার, প্রত্যাখ্যান) করত। বায়তুল্লাহর হজ্জের পরিবর্তে কোহে 
.মুরাদ-এর হজ্জকে তারা জরুরী বিবেচনা করত ।৩ “তারীখ খওয়ানীন-ই বালুচ' 
১. “যিকরী কৌন হ্যায়"? পৃ. ১৩ 
২. ইতিকাদনামা, হস্তলিখিত পাণ্ডুলিপি । 
৩. যিকরী লেখকেদের লিখিত গ্রন্থ ‘যিকরে তাওহীদ’, “মায় যিকরী ই’ ‘তাফসীর যিকরুল্লাহ’ 
| ও মাযকুরাতুস সদর দ্র. । আরও দ্র. বালুচিস্তান ডিস্ট্রি্ট গেজেটিয়ার; এতে পরিষ্কার বিবৃত 
হয়েছে যে, তাদের ও আহলে সুন্নাহর আকীদার মধ্যে মৌলিক পার্থক্য বিদ্যমান । ১১৬পৃ. 


হিজরী দশম শতাব্দিতে মুসলিম বিশ্ব ২৩ 


নামক গ্রন্থে রয়েছে যে, বালুচিস্তানের কিছু এলাকায় যিকরীর ন্যায় ইসলাম 

বিরোধী মযহাব চালু ছিল এবং যিকরীরা মুসলমানদেরকে নামাযী বলে এদেরকে 

হত্যার যোগ্য মনে করত । মীর নাসীর খান আ‘জম একদিকে শরীয়তে মুহাম্মদীর 
প্রচলন ঘটান এবং অপর দিকে যিকরীদের ইসলাম দুশমনী ও শির্ক প্রতিপালনের 
বিরুদ্ধে রক্তাক্ত জিহাদের ক্রমিক ধারা অব্যাহত রাখেন যতক্ষণ পর্যন্ত না রক্তাক্ত 

ও চূড়ান্ত যুদ্ধের পর এই বিদ‘আতকে পরিপূর্ণরূপে ও জড়ে মূলে উৎখাত করা 

হয়েছে। 
ভারতবর্ষে অপর সংশয়যুক্ত ফেরকা ছিল রৌশনাইয়া ফের্কা। পাঠানদের 

পতনোস্মুখ শক্তিকে আশ্রয় ও প্রশ্রয় দান এবং মুগলদের ক্রমবর্ধমান ক্ষমতাকে 
প্রতিহত করবার জন্য এই ফেব্কাঁ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ।২ তারা এই 
যুগের লেখকদের বর্ণনাসমূহকে ভাবনাযোগ্য ও গবেষণার মুখাপেক্ষী বানিয়ে 
দিয়েছে যে, তাদের ভেতর রাজনৈতিক উদ্দেশ্য ও লক্ষ্য কতটা সক্রিয় ছিল এবং 
ওঁতিহাসিক সত্য ও বাস্তবতা ছিল কতটা? এই ফেরকার অনুরাগী ভক্ত ও সমর্থক 
এবং এর বিরোধীদের বর্ণনা ও বিবৃতি এতটা পরম্পরবিরোধী যে, একজন এই 
ফেরকার প্রতিষ্ঠাতাকে ”পীর-ই রওশন” বা আলোর পীর নামে স্মরণ করে, 
অপরজন "গীর-ই তারীক” বা অন্ধকারের পীর বলে। এই ফেরকার প্রতিষ্ঠাতা 
হলেন বায়েবীদ আনসারী যিনি পীর-ই রৌশী বো রৌশন) নামে কথিত। তার 
পিতার নাম ছিল আবদুন্নাহ। ৯৩১ হিজরীতে জলন্ধরে (বাবর কর্তৃক মুগল 

সাম্রাজ্য প্রতিষ্ঠার এক বছর পূর্বে) জন্মগ্রহণ করেন। তার শৈশব, কৈশোর ও 

যৌবনের প্রাথমিক দিনগুলো পারিবারিক দন্ধ-সংঘাত ও অভিভাবকদের 

অমনোযোগিতার মাঝে অতিবাহিত হয় এবং এজন্য তার শিক্ষা অপূর্ণ থেকে 
যায়। কোন এক সফর কালে (কোন কোন বর্ণনানুসারে) সুলায়মান ইসমাঈলীর 
সঙ্গে তার সাক্ষাত ঘটে ৷ বলা হয়ে থাকে যে, তার যোগী-সন্যাসীদেরও সাহচর্য 

১, তারীখে বালুচ £ এই বিষয়ে দ্র. 'রাসালা আল-হক' (আকুড়া খটক)-এর ১০৭৯ সালের 
সংখ্যার একটি নিবন্ধ থেকে তথ্য সংগৃহীত হয়েছে যা দারুল উলূম তিরবত, বানুচিন্তানের 
সদর মুদাররিস মওলানা আবদুল হক কর্তৃক লিখিত । আরও দেখুন ১৯৮০ সালের “আল- 
হক” পত্রিকার জানুয়ারী সংখ্যার ২331৯ ০০% ৫ ৯১০ ১ শীর্ষক নিবন্ধ । 

২. এই যুগে তাসাওউফের প্রভাব ও অস্বাভাবিক জনপ্রিয়তা দৃষ্টে কোন কোন দূরদর্শী ও উৎসাহী 
লোকের এই ধারণা অমূলক নয় যে, একে পাঠানদের এক্যবদ্ধ করে এবং তাদেরকে একটি 
মধহাবী আন্দোলনের পতাকাতলে একত্র পূর্বক মুগল হুকুমতের বিরুদ্ধে যুদ্ধে নিয়োজিত 
করা এবং এর দ্বারা আফগানদের অপসূয়মান ক্ষমতা পুনরুদ্ধারে কাজে লাগানো হয়। 


২৪ হযরত মুজাদ্দিদ আলফেছানী (র) 
লাভ ঘটেছিল । তার জীবনীকারদের বর্ণনা মুতাবিক তিনি স্বপ্ন দেখতে থাকেন 
এবং অদৃশ্য লোক থেকে আওয়াজ শুনতে পান। তিনি যিকর-ই খফীতে মগ্ন হন 
এবং কিছুকাল পর ইসমে আজম জপতে গিয়ে ইসতিগরাকী হালতে উপনীত 
হন। যখন তিনি একচল্লিশ বছর বয়সে পৌঁছেন তখন অদৃশ্য স্থান থেকে জনৈক 
আহবানকারী তাকে ডেকে বলে, এখন তাকে শরঈ পাঁক- পবিত্রতা বর্জন করতে 
হবে এবং মুসলমানদের নামাযের পরিবর্তে তাকে আধিয়া-ই কিরামের নামায 
পড়তে হবে ।১ এরপর তিনি সকলকে মুশরিক ও মুনাফিক ভাবতে থাকেন এবং 
চিল্নাকাশী শুরু করেন। এরপর তিনি প্রকাশ্যে তাবলীগের নির্দেশ প্রাপ্ত হন। 
ইমাম মাহদী হবার দাবী এবং ইলহামে রব্বানীর অভিযোগ ওঠে তার বিরুদ্ধে ।২ 
তার মুরীদের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে । কতিপয় লোককে তিনি তার 
খলীফা নিযুক্ত করেন যাতে তারা তবলীগের কাজের আরও বেশী বিস্তার ঘটায় । 
কিন্তু তার রচনা সিরাতুত-তওহীদ নামক গ্রন্থে তার যে তা'লীম বা 
শিক্ষামালা এসেছে তাতে একে তাসাউওফের প্রতি আসক্তির অতিরিক্ত তা'লীম 
ও বাড়াবাড়িপূর্ণ আত্মপরিচিতির ফল বলে মনে হয় যা কোন কামিল শায়খ এবং 
কুরআন ও সুন্নাহর গভীরতর ইল্ম ব্যতিরেকে অধিকাংশ ক্ষেত্রে নিজে নিজে 
রিয়াযত ও মুজাহাদাকারীদের ভেতর জন্ম নেয়। এ গ্রন্থে তাদের কতক উসুল 
(মূলনীতি) ও আকীদা-বিশ্বীস বর্ণনা করা হয়েছে যেগুলো সম্ভবত তার যুদ্ধ- 
সংক্রান্ত বিধান যা সে যুগের সঙ্গে সম্পর্কিত যখন তিনি মুগল ও তার বিরোধী 
আফগান গোত্রগুলোর সঙ্গে সংঘর্ষরত ছিলেন। | 
বায়েবীদ আনসারী পেশাওয়ার সন্নিহিত এলাকায় কতিপয় আফগান গোত্রকে 
নিজের ভক্ত মুরীদ বানিয়ে নেন। মেহমান্যাই গোত্রেও তিনি তার মতবাদ 
প্রচারের কাজ শুরু করেন। সিন্ধী ও বেলুচীদের ভেতরও তার প্রভাব বিস্তার শুরু 
হয়। পীর ও উলামায়ে কিরামের প্রবল বিরোধিতা সত্ত্বেও তার বিস্ময়কর সাফল্য 
লাভ ঘটে ৷ শায়খ বায়েবীদ তার দাঈ ও প্রচারক দল প্রতিবেশী দেশগুলোর 
১, কিন্তু স্বয়ং শায়খ বায়েমীদ তার কিতাব মকসুদুল মু'মিনীন নামক গ্রন্থে লিখেছেন যে, 
শরীয়ত হল গাছের বাকলের ন্যায় এবং বাকল ব্যতিরেকে গাছের পক্ষে বেঁচে থাকা সম্ভব 
নয় (পৃ. 888, হস্তলিখিত পাণ্ডু, পাঞ্জাব বিশ্ব, লাইব্রেরী)। 
২. শায়খ বায়েযীদ স্বয়ং এ কথা প্রত্যাখ্যান করেছেন যে, তিনি মাহদী । কাবুলের কাষী খান ও 


তার ভেতর যে বিতর্ক হয়েছিল উক্ত বিতর্কের বিবরণীতে এটি স্থান পেয়েছে (পাঞ্জাব বি. 
বি. রক্ষিত পাণ্ডুলিপি থেকে)। 


হিজরী দশম শতান্দিতে মুসলিম বি ৬" 


বিন্যস্ত করেন । 
উলামার প্রবল বিরোধিতার দরুন এবং এ জন্যও যে, তারা ভারতবর্ষের বিভিন্ন 
অংশে ইতস্তত বিক্ষিপ্ত হয়ে পড়েছিল বিধায় এই ফের্কার লোকেরা হ্রাস পেতে 
পেতে শেষ পর্যন্ত একেবারেই নাম-নিশানাহীন হয়ে যায়।১ 
‘দান্তান তুর্কতাযান-ই হিন্দ গ্রন্থের লেখক মির্যা নসরুল্লাহ খান ফিদাঈ 
দৌলত ইয়ার জঙ্গ এই ফের্কার পরিচিতি পেশ করতে গিয়ে লিখেছেন ৪ 
“রৌশনাঈ একটি ফের্কার নাম, বায়েখীদ নামক একজন ভারতীয় এর ভিত্তি 
প্রতিষ্ঠা করেন। সে আফগান (পাঠান)-দের ভেতর গিয়ে পয়গন্বরীর দাবী করে ও 
নিজেকে রৌশনাঈ পয়গন্বর হিসাবে পরিচয় দেয় এবং তাদেরকে স্বীয় অনুসারী 
বানায় । সে আসমানী সহীফাসমূহকে বর্জন করে এবং আল্লাহ্‌র ইবাদত পরিত্যাগ 
করে। তার কথাবার্তা থেকে জানা যায় যে, সে ওয়াহদাতুল-ওজুদ মতবাদের 
সমর্থক ছিল।২ তার ‘আকীদা ছিল যে, সেই ওয়াজিবুল-ওজুদ ছাড়া আর কারুর 
অস্তিত্‌ নেই । পয়গন্বর-ই ‘আরাবী (সা.)-র প্রশংসা করত। লোকদের সে 
সুসংবাদ শোনাত যে, সেদিন খুবই নিকটবর্তী যেদিন গোটা পৃথিবী তার পায়ের 
তলে এসে যাবে।” | 
মরহুমের নিবন্ধ, ৪র্থ খণ্ড দর. । 
২. ওঁ যুগে এতে কোন নতুনত্ব ছিল না। সৃফীদের অধিকাংশই (কমপক্ষে ভারতবর্ষে) এই 
আকীদায় চরমপন্থী ছিল । (গ্রন্থকার) | 


২৬ হযরত মুজাদ্দিদ আলফেছানী (র) 

হালনামা নোশ্ত-ই বায়েমীদ থেকে জানা যায় যে, তার উপর ইলহাম হত 
এবং জিবরাঈল নাযিল হত তার কাছে। আল্লাহ্‌ তাকে নবুওত দ্বারা ধন্য করেন। 
সে স্বয়ং নিজেকে নবী মনে করত। নামায পড়ত, কিন্তু কিবলা নির্ধারণ জরুরী 
মনে করত না। «| «29% 15: ৬১৬ (অনন্তর তুমি যেদিকেই মুখ ফিরাও না 
কেন সেদিকেই আল্লাহ্‌ বর্তমান) আয়াত দ্বারা এর পক্ষে দলীল পেশ করত। পানি 
দিয়ে গোসলের প্রয়োজন বোধ করত না । তার বিরোধীদেরকে হত্যা করা জায়েয 
মনে করত ।১ গ্রন্থকার এই পর্যায়ে তার এমন কিছু কিছু উক্তির বর্ণনা দিয়েছেন 
যা ‘আরিফ ও সৃফীসুলভ এবং যা সমালোচনা করবার মত নয়। কিন্তু এর সাথে 
ইসলাম বিরোধী ধ্যান-ধারণাও এতে রয়েছে। 

“তার কাছে আত্মপরিচিতি ও খোদা পরিচিতি সবচে’ গুরুত্বপূর্ণ বিষয় ছিল। 
যদি হিন্দুকে সে আত্মপরিচিত দেখতে পেত তাহলে তাকে মুসলমানের উপর 
অথাধিকার দিত । মুসলমানদের থেকে জিযয়া নিত। উৎপাদিত খাদ্যশস্যের এক- 
পঞ্চমাংশ (খুমুস) বায়তুল মালে জমা করাত এবং অভাবী লোকদের ভেতর বণ্টন 
করত। তার সকল সন্তান-সন্ততি অন্যায়-অনাচার থেকে মুক্ত এবং জুলুম- 
নির্যাতন থেকে অনেক দূরে অবস্থান করত। আরবী, ফারসী, হিন্দী ও পশতু 
ভাষায় তার কতকগুলো গ্রন্থ রয়েছে। তার খায়রুল-বয়ান নামক গ্রন্থটি ৪টি 
ভাষায় লেখা যা ‘আল্লাহ তাআলা" তাকে সরাসরি সম্বোধন করেছেন এবং তার 
বিশ্বাস মতে এটি আসমানী কিতাবের মর্যাদায় সমাসীন।”২ 

সমসাময়িক ইতিহাস থেকে জানা যায় যে, পীর বায়েবীদ আফগান 
পোঠান)-দের এক বিরাট শক্তি সংগ্রহ করেছিলেন এবং কোহে সুলায়মানকে 
ঘাটি বানিয়ে খায়বার গিরিপথ দখল করে চতুষ্পার্থস্থ এলাকার উপর হামলা করা 
শুরু করেছিলেন। এই ফেতনা দমনের জন্য সম্রাট আকবর সেনাবাহিনী প্রেরণ 
করেন, কিন্তু তিনি তাদের উৎখাত করতে পারেননি । বায়েহীদের ইনতিকালের 
পর তৎপুত্র ও স্থলাভিষিক্ত মুগল সাম্রাজ্যের জন্য একটি হুমকি হিসাবে থেকেই 
যায়। রাজা মানসিংহ, বীরবল ও যয়েন খান তার বিরুদ্ধে সফলতা লাভে সক্ষম 
হননি। বীরবল এক সংঘর্ষে তো মারাই যান। ৯৯৫ হিজরীতে মানসিংহের 
একটি আক্রমণও রৌশনাঈদের বিরুদ্ধে ব্যর্থ হয়। অবশেষে সম্রাট শাহজাহানের 
আমলে (হিজরী ১০৫৮) এই ফেতনা নির্মূল হয় ।৩ 
১, দা. মা. ই. ৪র্থ খণ্ড ,৩০৪-৫ পৃ. । . 

২ হালনামায়ে বায়েযীদ দর দাবিস্তানে মাযাহিব থেকে উদ্ধৃত, মোল্লা হাসান খান কৃত, ৩০৯ 


পৃ.। 
৩. দাপ্তান-ই তুর্কতাষান-ই হিন্দ থেকে সংক্ষেপিত। দুঃখের বিষয় যে, অনুবাদ ও জীবনী গ্রন্থে 
তার সম্পর্কে কিছু পাওয়া যায় না। 


হিজরী দশম শতান্দিতে মুসলিম বিশ্ব ২৭ 
মাহদীবাদ £$ এই আমলের সবচে’ কাঁপন সৃষ্টিকারী আন্দোলন ছিল 
মাহদীবাদ যার প্রতিষ্ঠাতা সায়্যিদ মুহাম্মদ (ইবনে ঘুসুফ) জৌনপুরী (জন্ম ৮৪৭ 
হি.)-র মৃত্যু যদিও ১০ম শতাব্দীর প্রারম্ভে (হি. ৯১০) হয়েছিল, কিন্তু তার 
প্রভাব ১০ম শতাব্দীর শেষ অবধি বাকী ছিল। নিরপেক্ষ ইতিহাস অধ্যয়নের আ- 
লোকে একথা বলা যেতে পারে যে, দু'তিন শতাব্দীর ভেতর কোন ধর্মীয় দাওয়াত 
ও আন্দোলন এই উপমহাদেশে (আফগানিস্তানসহ) এত ব্যাপক ও বিস্তৃত 
আকারে এবং এত গভীর ও শক্তিশালী পর্যায়ে মুসলিম সমাজের উপর প্রভাবশালী 
হয়নি যতটা হয়েছিল এই দাওয়াত ও আন্দোলন। সমসাময়িক ও পরবর্তীকালের 
ওঁতিহাসিক ও লেখকগণ পক্ষে ও বিপক্ষে যা কিছু লিখেছেন সে সবের অধ্যয়ন 
থেকে আমরা নিম্নোক্ত সিদ্ধান্তে পৌছুচ্ছি £ 
১. সার্যিদ মুহাম্মদ জৌনপুরী ছিলেন অভ্যন্তরীণ ও সৃষ্টিগতভাবে সে সমস্ত 
উন্নত, সমর্থ ও শক্তিশালী মনমানসের অধিকারী লোকের অন্যতম যারা বহুকাল 
পর জন্ম নিয়ে থাকেন। যৌবনের প্রারন্েই তিনি অত্যন্ত নির্ভীক ও সাহসী বীর 
পুরুষ, স্বীয় পরিবেশ ও যুগের অবস্থা সম্পর্কে অতৃপ্ত, আমর বি'ল-মা'রূফ ও 
নাহী 'আনিল-মুনকার তথা সৎকাজে আদেশ ও অসৎ কাজ থেকে নিষেধ এবং 
শরীয়তের দৃষ্টিতে অন্যায় ও গর্হিত কর্মের ক্ষেত্রে কঠিন তিরক্কার ও কঠোর 
ভর্তসনায় অত্যুৎ্সাহী ছিলেন এবং এ জন্যই সে সময়ই তাকে 'আসাদুল-উলামা' 
(আলিমদের মধ্যে ব্যাগ্রসদৃশ) উপাধি দেওয়া হয়েছিল । তরীকত তথা অধ্যাত্ম 
জ্ঞানের তা'লীম শায়খ দানিয়াল-এর কাছ থেকে গ্রহণ করেন এবং কঠোর 
রিয়াযত ও মুজাহাদা করেন। পাহাড়-পর্বত ও বিভিন্ন উপত্যকায় বহুদিন নিভৃত 
জীবন যাপন করেন যার ফলে অধিকাংশ ক্ষেত্রেই (বিশেষত যখন কামিল শায়খ- 
এর তত্ত্বাবধান ও পথ-নির্দেশনা লাভ ঘটে না) এমন সব ঘটনা ও ইশারা-ইঙ্গিত 
ঘটে যদ্দরুন পদস্বলনের আশংকা ও কতক সময় ভ্রান্ত প্রতীতি জন্মে এবং এমন 
লোক খিনি তাহকীক-এর মকাম ও দৃঢ়তার স্তরে না পৌছেছেন তিনি 
শব্দসমষ্টিকে ভ্রান্ত স্থানে প্রয়োগ এবং অদৃশ্য ইঙ্গিতকে ভুল অর্থে মনে করতে 
পারেন। অনন্তর এ সময়েই কোন এক সফরে তিনি ইমাম মাহদী হবার দাবী 
করেন। এরপরও কয়েকবার নানা জায়গায় নিজেকে “মাহদী মাও'উদ' বা 
প্রতিশ্রুত মাহদী হবার ঘোষণা দেন এবং তার উপর ঈমান আনার দাওয়াত 
জানান। 
২. তিনি অতিরিক্ত রিয়াযত, বাতেনী শক্তি এবং আমর বি'ল-মারূফ-এর 
আবোগোদ্দীপ্ত প্রেরণার কারণে সর্বোচ্চ দর্জার প্রভাবের অধিকারী (১৯০ =) 


২৮ হযরত মুজাদ্দিদ আলফেছানী রে) 

ছিলেন। তার ব্যক্তিত্ব ও সাহচর্য, তার কথাবার্তা ও বর্ণনা-বিবৃতি শ্রোতা ও 
উপস্থিত ব্যক্তিবর্গের উপর যাদুর ন্যায় ক্রিয়া করত এবং সুলতান ও আমীর- 
উমারা থেকে নিয়ে সাধারণ মানুষ ও বিশিষ্ট জন সকলের উপর বেখুদী 
আত্মবিলোপ) ও আত্মবিস্থৃতির তরঙ্গ বয়ে যেত এবং তার জন্য বিরাট থেকে 
বিরাটতর পদমর্যাদা ও প্রভাব-প্রতিপত্তিকে বিদায় জ্ঞাপন, দেশ-দুনিয়া পরিত্যাগ 
করত তার সহগামী হওয়া এবং নিজেকে তার হাতে সোপর্দ করে দেওয়া তার 
জন্য সহজ হয়ে যেত। রাজধানী মান্তোতে গিয়াছ উদ্দীন খিলজীর সাথে এ 
ধরনের ঘটনাই ঘটেছিল এবং গুজরাটের জানপানীরে মাহমুদ শাহ গুজরাটির 
উপর এই প্রতিক্রিয়াই হয়। আহমদ নগর, আহমদাবাদ, বেদর ও গুলবার্গাতে 
এই দৃশ্যই দেখতে পাওয়া গিয়েছে। দলে দলে লোক তার হাতে বায়'আত 
হয়েছিল এবং হাজার হাজার মানুষ তার কাফেলায় শরীক হয়েছিল। সিন্ধু 
এলাকাতেও টালমাটাল দৃশ্য দেখতে পাওয়া গিয়েছিল এবং মানুষ থামানো 
মুশকিল হয়ে পড়েছিল। কান্দাহারেও তার বক্তৃতা কিয়ামত দৃশ্যের সৃষ্টি করে 
এবং কান্দাহারের শাসনকর্তা মির্যা শাহ বেগ তার দিকে ঝুঁকে পড়েন । 

৩. তার জীবন ছিল নিঃসঙ্গতা, নির্জনতা ও সংসার বিরাগ, যুহদ ও 
পরমুখাপেক্ষীহীনতা এবং আল্লাহ ব্যতিরেকে আর সব কিছুর সংশ্রব বর্জনের 
জীবন এবং ঘরে-বাইরে ও সফরে তার দায়েরা বা বৃত্তে সেই যুহদ ও আত্মোৎসর্গ 
এবং সেই যিকর ও ইবাদতের দৃশ্যেই ভরপুর দেখতে পাওয়া যেত। খাবারসহ 
সকল কিছুই সমান সমান, কারুর কোন বৈশিষ্ট্যের প্রতি পক্ষপাত ব্যতিরেকেই 
বন্টন করা হত। এ ক্ষেত্রে তার কিংবা পরিবারবর্গের বেলায়ও কোনরূপ 
রেআয়েত করা হত না। এই দৃশ্যে যে কোন নবাগত প্রভাবিত না হয়ে পারত 
না। 


৪. এই দাওয়াত এমন কতকগুলি নিঃস্বার্থপর, ত্যাগী, সাহসী, নির্ভীক ও 
আত্মভোলা দাঈ জন্ম দিয়েছিল যারা ১&_ ১৯. ১১০ 5৪-২২৮ অত্যাচারী 
শাসকের সামনে হক-কথা বলার অপরিহার্য দায়িত্ব অত্যন্ত শক্তি ও সাহসের 
সাথে পালন করে। আমরু বি'ল-মা'রূফ ওয়া নাহী 'আনি'ল-মুনকার তথা সৎ 
কাজে আদেশ ও অসৎ কাজ থেকে নিষেধ-এর ক্ষেত্রে তারা কঠোর দুঃখ-কষ্ট 
সহ্য করে এবং এ পথে হাসিমুখে জীবন বিলিয়ে দেয়। মানুষ তাদের অবস্থা 
জেনে ও পড়ে খুবই প্রভাবিত হয় এবং সায়্যিদ মুহাম্মদ জৌনপুরীর প্রশিক্ষণ ও 
সাহচর্ধের প্রভাব স্বীকার না করে থাকতে পারে না। 


হিজরী দশম শতাব্দিতে মুসলিম বিশ্ব ২৯ 


দৃষ্টান্তস্বরূপ শায়খ “আলা ইবনে হাসান আল-বিয়ানভী (শায়খ 'আলাঈ, মৃ. 
৯৫৭ হি.)-র জীবন-বৃত্তান্ত দেখা যেতে পারে যিনি সুলতান সলীম শাহ ইবন 
শের শাহ সুরীর দরবারে দাওয়াত ও উপদেশ প্রদানের অপরিহার্য দায়িত্ব আনজাম 
দেন এবং শাহী আদব ও কুর্নিশের পরিবর্তে ইসলামী তরীকায় সালাম প্রদানকেই 
যথেষ্ট মনে করেন। দ্বিতীয়বার সফরের শ্রান্তি-ক্লান্তি ও প্রেণরোগে আক্রান্ত 
অবস্থায় কোড়ার আঘাত খান। এতেও তীর মৃত্যু না হওয়ায় হাতীর পায়ের সাথে 
বাধা হয় এবং সেনাবাহিনীর মাঝে তাকে ঘোরানো হয় ।১ 

৫. তার দাওয়াতের রুকন ছিল পীঁচটি £ (১) দুনিয়া বর্জন, (২) সুষ্টিকুলের 
সংশ্রব বর্জন ও নির্জনতা অবলম্বন, (৩) দেশ থেকে হিজরত, (৪) সিদ্দীকগণের 
সাহচর্য, (৫) সার্বক্ষণিক যিকর (হিফজে আনফাসের তরীকায়)। তারা 
মুশাহাদায়ে ইলাহী তথা সৃষ্টাকে দর্শন (চাই মনশ্চক্ষু মারফত অথবা হৃদয় দিয়ে, 
জাগ্রতাবস্থায় অথবা স্বপ্নুযোগে) জরুরী ও ঈমানের শর্ত হিসাবে অভিহিত করে। 

৬. মত্ত অবস্থায় অথবা অর্থ ও মর্ম ষথার্থভাবে উপলদ্ধি না করতে পারায় 
তার থেকে নিজের সম্পর্কে কয়েকবার ও সুস্পষ্টভাবে এমন সব উক্তি ও দাবী 
প্রকাশ পেয়েছে যার ভিন্ন ব্যাখ্যা-বিশ্লেষণ মুশকিল এবং যেগুলো তার 
অনুসারীদেরকে (প্রথম দিকে তাদের নিয়ত যতই সহীহ এবং তাদের ধর্মীয় 
আবেগ ও প্রেরণা যতই কদরযোগ্য হোক না কেন) সহজেই একটি বিরোধী 
জমহুর ও আহলে সুন্নত ওয়াল-জামা“আত বিরোধী ফেব্কায় রূপ দেয় যারা এসব 
উক্তির আশ্রয় নিয়েছে এবং সেসবের উপর নিজেদের “আকীদার বুনিয়াদ রেখেছে। 
পরবর্তীকালে আগত ও চরমপন্থী ভক্ত-অনুরক্তগণ (যেমনটি সাধারণত হয়ে 
থাকে) এতে আরও বৃদ্ধি ঘটায় এবং তার পবিত্রতা বর্ণনায় ও সম্মান-শ্রদ্ধায় 
এতখানি বাড়াবাড়ির আশ্রয় নেয় যে, তাকে আহ্বিয়ায়ে কিরামের সমপর্যায়ে এনে 
দীড় করায় এবং কতকের থেকে শ্রেয় ও উত্তম বানিয়ে দেয়! কোন কোন 


১ বিস্তারিত দ্র. তরজমা শায়খ “আলা ইবনে হাসান আল-বিয়ানভী, নুখহাতুল খাওয়াতির, ৪র্থ 
খণ্ড, অথবা মুনতাখাবুত তাওয়ারীখ, আবদুল কাদির বদায়ূনী কৃত। মওলানা আবুল কালাম 
আযাদ তার বিশিষ্ট সাহিত্যিক ভঙ্গিমায় শায়খ আলাঈর শাহাদতের মর্মস্পর্শী কাহিনী 
বিস্তারিতভাবে প্রভাবমন্তিত পন্থায় বর্ণনা করেছেন (তাযকিরা, ৫৩-৬১ পৃ.) ৷ 

২. এ ধরনের উক্তি চরমপন্থী অনেক সুফী ও কঠোর রিয়াফতকারী তাপসদের থেকে বর্ণিত 
আছে। 


৩০ হযরত মুজাদ্দিদ আলফেছানী রে) 
চরমপন্থী তো তাকে রসুলুল্লাহ (সা.)-এর সমপর্যায়ে পৌছে দেয় (যদিও তাদের 
মতেও সায়্যিদ মুহাম্মদ জৌনপুরী তার অনুসারী এবং দীনে যুহাম্মদীর অনুগত 
ছিলেন) । কেউ কেউ তো এতদূর পর্যন্ত ধৃষ্টতা ও বাড়াবাড়ি দেখায় যে, “যদি 
কুরআন ও সুন্নাহ তার কোন উক্তি ও কর্মের পরিপন্থী ও বিরোধী হয় তবে 
কুরআন -সুন্নাহর উপর আস্থা রাখা হবে না।” ঠিক এমনি করে তারা এও 
বাড়াবাড়ি করে যে, ‘যে মুসলমান এঁশী নূর স্বচক্ষে অথরা অন্তর দিয়ে শয়নে- 
স্বপনে অথবা জাগরণে মুশাহাদা (পর্যবেক্ষণ) না করে সে মু'মিন নয়।' সাধারণ 
এবং এই ফেব্কার মাঝে এই ব্যবধান কালের প্রবাহে বিস্তৃত থেকে বিস্তৃততর হয়ে 
চলে। এমন কি মাহদাবী নামে স্বতন্ত্র ফের্কা পরিচয়ে আহলে সুন্নত ওয়া'্ল- 
জামাআত থেকে তারা বিচ্ছিন্ন হয়ে যায় এবং সেই সব লক্ষ্য ও উদ্দেশ্য ফওত 
হয়ে যায় যে জন্য এই আন্দোলন শুরু হয়েছিল এবং যা সম্ভবত এই আন্দোলনের 
প্রতিষ্ঠাতার চোখের সামনে ছিল। 

দশম শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত এই জামা'আতের প্রভাব হিন্দুস্তান ও 
আফগানিস্তানের উপর কায়েম থাকে এবং দাক্ষিণাত্যে এর অনুসারীদের 
কয়েকটি সাম্রাজ্য কায়েম হয়। দশম শতাব্দীর শেষে মাহদাবীদের শক্তি ও 
সংখ্যার যে বৃদ্ধি ঘটে তা এথেকে পরিমাপ করা যাবে যে, ইসমাঈল নিজাম শাহ 
ইবনে বুরহান নিজাম শাহ ২য়-এর শাসন আমলে (হি. ৯৯৬-৯৮) সাদ্দাহর 
অন্যতম মনসবদার জামাল খান মাহদাবী আহমদ নগরে শাহী অভিযানগুলোর 
বাগডোর স্বহস্তে গহণ করেন। ইসমাঈল নিজাম শাহকেও (যিনি দুগ্ধপোষ্য শিশু 
ছিলেন)স্বধর্মে নিয়ে আসেন। অল্প দিনের মধ্যেই হিনদুস্তানের চতুর্দিক থেকে 
ভবঘুরে মাহদাবী জমা হয়ে যায়। জামাল খানের চারপাশে দশ হাজারের 
কাছাকাছি মাহদাবী একত্র হয় এবং তারা বুরহান নিজাম শাহর অনুপস্থিতিতে 
আহমদ নগর সাম্রাজ্যের উপর পূর্ণ কর্তৃত লাভ করে। ৯৯৮ হিজরীতে আহমদ 
দেন এবং পূর্বের মতই ইছনা 'আশারী মযহাবের প্রচলন ঘটে 1১ 
হয়। এই দাওয়াত ও সায়্যিদ মুহাম্মদ জৌনপুরীর দাবী এবং তার অধিকাংশ 
চরমপন্থী ভক্ত-অনুরক্তদের জোর-যবরদস্তির ফলে এই আকীদার মধ্যে একটি 
নড়বড়ে অবস্থা এবং মুসলিম সমাজ জীবনে এক ধরনের অস্থিরতা ও বিশৃঙ্খলা 
১. মওলবী যাকাউল্লাহ দেহলভী কৃত-তারীখে হিন্দুস্তান, ৪র্থ খণ্ড থেকে সংক্ষেপিত। 


হিজরী দশম শতাব্দিতে মুসলিম বিশ্ব ৩১ 


দেখা দিচ্ছিল। এর দরুন এঁ যুগের বিজ্ঞ উলামায়ে কিরাম, যাঁরা কুরআন ও 
সুন্নাহর উপর গভীর দৃষ্টি ও দীনী 'ইল্‌ম তথা ধর্মীয় জ্ঞানে পরিপূর্ণ দখল 
রাখতেন, তারা অত্যন্ত পেরেশান ও চিন্তাযুক্ত ছিলেন এবং তারা একে এক বড় 
রকমের গোমরাহী ও ফেতনার পূর্ব লক্ষণ মনে করতেন। অনন্তর সে যুগের 
হাদীস ও সুন্নাহর সবচে” বড় আলিম “মাজমা“উ বিহারি'ল-আনওয়ার'-এর 
গ্রন্থকার আল্লামা মুহাম্মদ তাহির পাটনী (৯১৩-৯৮৬ হি.) এর প্রত্যাখ্যান ও 
প্রতিরোধের দায়িতু কীধে তুলে নেন এবং প্রতিজ্ঞা করেন যে, যতদিন পর্যন্ত এই 
বিদ'আত (যার আছর সমগ্র গুজরাটে এসে গিয়েছিল) নির্মূল না হবে ততদিন 
তিনি পাগড়ী পরিধান করবেন না। সম্রাট আকবর ৯৮০ হিজরীতে গুজরাট 
বিজয়ের পর আল্লামা মুহাম্মদ তাহিরের সঙ্গে সাক্ষাৎ করে স্বহস্তে তাঁর মাথায় 
পাগড়ী বেঁধে দেন এবং বলেন £ দীনের সাহায্য ও সমর্থন এবং এই নতুন ফের্কার 
উৎসাদন (যার গুরুভার দায়িত্ব আপনি আপন কাধে উঠিয়ে নিয়েছিলেন) আমার 
ফিন্মায় রইল। তিনি মির্যা 'আধীয়ুদ্দীনকে (যিনি তীর দুধ তাই ছিলেন) গুজরাটের 
শাসনকর্তা নিযুক্ত করেন এবং এই কাজে তিনি তীকে সাহায্য করেন। তার 
শাসনামলে তাদের শক্তি হ্রাস পায়। কিন্তু মির্যা 'আযীয এই দায়িত্‌ থেকে 
অপসারিত হলে তদস্থলে আবদুর রহীম খানখানান গুজরাটের শাসনকর্তা হন। এ 
সময় মাহদাবীরা পুনরায় শক্তি সঞ্চয় করে এবং ময়দানে অবতরণ করে। 
"আল্লামা মুহাম্মদ তাহির পুনরায় পাগড়ী নামিয়ে ফেলেন এবং রাজধানী (দিল্লী) 
যাবার সংকল্প নেন। তাঁর পেছনে পেছনে মাহদাবীদের একটি দলও রওয়ানা হয় 
এবং উজ্জয়িনী পৌঁছুতে পৌছুতে তাকে শহীদ করে দেয় 1১ 


অস্থিরতা ও বিক্ষিপ্তচিত্ততার কারণ 

ইতিহাস ও ইতিহাস দর্শন অধ্যয়ন থেকে জানা যায় যে, এই ধরনের 
মানসিক অস্থিরতা ও প্রতিক্রিয়ার আক্রমণাত্মক আন্দোলন ও বিক্ষিপ্ত ধ্যান-ধারণা 
সৃষ্টি হবার জোরদার কারণগুলো সাধারণত নিম্নরূপ হয়ে থাকে 8 

১. সমাজের কথায় ও কাজে, বিশ্বাসে ও জীবন যাপনে সামঞ্জস্যহীনতা আর 
পারস্পরিক বৈপরিত্য যা অস্থির ও তীস্ষ অনুভূতিসম্পন্ন প্রকৃতিতে তীব্র অসন্তোষ 
সৃষ্টি করে এবং তা একটা পর্যায়ে বিদ্রোহাত্রক আহবান ও আন্দোলনের মধ্যে 
গিয়ে আশ্রয় নেয় । তারা স্বয়ং যদি কোন আন্দোলন সৃষ্টি না করতে পারে তাহলে 
সন্দেহ ও সংশয়ের শিকার হয়ে যায়। সাধারণত এসব আন্দোলন খুব ভাড়াতাড়ি 
চরমপন্থী গ্রহণ করে বসে এবং স্বয়ং এই বিকৃত ও দূর্বল সমাজের তুলনায় ধর্মীয় 
১. নুযহাতুল খাওয়াতির, ৪র্থ খণ্ড। 


তই হযরত মুজাদ্দিদ আলফেছানী (র্‌) 

দিক দিয়ে অধিক ভ্ৰষ্ট, রাজনৈতিক ক্ষেত্রে বিপজ্জনক এবং সমাজের জন্য অশান্ত 
ও অরাজকতাপূর্ণ হয়ে ওঠে । 

লোভ এবং এ ক্ষেত্রে প্রতিযোগিতার আগ্রহই এই বৈপরিত্যের জন্ম দিয়েছিল 
এবং দুনিয়াদার ও দুনিয়াপূজারীদের একটি বিরাট দল সৃষ্টি হয়ে গিয়েছিল যারা 
ধমীয় ও নৈতিক শিক্ষা ও নীতিমালাকে এক পাশে ঠেলে রেখে পদমর্যাদা লাভ 
কিংবা মজা ও ফুর্তি লুটবার জন্য সব ধরনের অনিয়ম ও উচ্ছংখল পন্থা অবলম্বন 
করতে শুরু করেছিল। এই শ্রেণী সাধারণত এমন সব যুগে জন্ম নেয় যখন 
বিশাল বিস্তৃত ও সুদৃঢ় সাম্ৰাজ্য প্রতিষ্ঠিত হয় এবং শান্তি ও স্থিতিশীলতার যুগ 
ফিরে আসে । মনে হয় সূরী শাসনামলের শেষ যুগ এবং মুগল সাস্্রাজ্য প্রতিষ্ঠার 
পর উপমহাদেশীয় সমাজের এই অবস্থাই লক্ষ্যণীয় আকারে প্রকাশ পেয়েছিল 
এবং বহুবিধ ইসলাম ও শরা-শরীয়ত বিরোধী কাজকর্ম, রসম-রেওয়াজ ও আইন 
প্রচলিত হয়ে গিয়েছিল ১ উমায়্যা ও আব্বাসী সাম্তরাজ্যেও এই শ্রেণীর 
উল্লেখযোগ্য বিকাশ লাভ ঘটেছিল এবং একেই হিজরী প্রথম শতাব্দীর শেষ 
পাদের সবচে’ বড় মুজাদ্দিদ ও দাঈ হযরত হাসান বসরী (মৃ. ১১০ হি.) 
মুনাফিক অভিধায় স্বরণ করেছেন। 

২. সুলতান ও শাসনকর্তৃতে সমাসীন ব্যক্তিবর্গের জোর-জুলুম, 
স্বেচ্ছাচারিতা, বাড়াবাড়ি ও সীমালংঘন, শরঈ বিধি-বিধানের প্রতি উপেক্ষা ও 
প্রকাশ্য প্রবৃত্তি পূজা যা ধর্মীয় প্রেরণায় উজ্জীবিত লোকদেরকে বিপ্লবী আন্দোলন 
ও বিদ্রোহে উদ্দীপ্ত করে তোলে । 

৩. রসম পুজা ও জাহির-পরস্তী যখন তার চরম মার্গে গিয়ে পৌছে সমাজ 
তখন নৈতিক, চারিত্রিক ও মানসিক অধঃপতন এবং শিক্ষিত মহল মারাত্মক 
জড়তা ও স্থবিরতার শিকার হয়ে যায়।২ এবং শিক্ষা ব্যবস্থা যখন নি্প্রাণ, 
বাস্তবতার সঙ্গে সম্পর্কহীন এবং মানস প্রকৃতিকে সান্তনা দানের যোগ্যতা থেকে 
১. ইতিহাস থেকে জানা যায় যে, সুলতান সলীম শাহ অথবা ইসলাম শাহর শাসনামলে প্রতি 

বিলায়েত বা সরকারী আবাসে জুম'আর দিন সমস্ত আমীর-উমারা ও সরকারী কর্মকর্তা 

জমায়েত হত এবং একটি উঁচু শামিয়ানার তলে কুরসীর উপর সুলতান সলীম শাহর জুতা 
রেখে তার সামনে কুর্নিশ করত এবং শাহী আইন সংকলন পাঠ করা হত (তোরীখে 
হিন্দুস্তান, সায়্যিদ হাশেমী ফরিদাবাদী কৃত, ৩য় খণ্ড ১ পৃ.)। 

২. অধ্যাপক খালীক আহমদ নিজামী এই যুগের চিত্র অংকন করতে ও রোগের মূল 

সঠিকভাবে নিরুপণ করতে গিয়ে যথার্থই লিখেছেন, “মুসলমানদের সাধারণ সামাজিক ও 

পর পৃষ্ঠায় দ্রষ্টব্য 


হিজরী দশম শতাব্দিতে মুসলিম বিশ্ব ৩৩ 
মাহরূম হয়ে যায় তখন মানুষ এমন সব আন্দোলনের ভেতর তার মানসিক 
সান্তনার উপকরণ খুঁজে পায় (তা সে ভ্রান্ত ও সঠিক যে গন্থায়ই হোক) এবং এই 
সীমিত বৃত্তের বাইরে পা ফেলে । কুরআন ও সুন্নাহর শিক্ষা থেকে গাফিলতি এবং 
হাদীস সম্পর্কে অজ্ঞতাও এর একটি গুরুত্বপূর্ণ ও শক্তিশালী কারণ যার ফলে 
দীনের সহীহ মেযাজ পয়দা হয় এবং যদৃদ্বারা এর সঠিক পরিমাপ করা যায় যে, 
উন্মাহর উপলব্ধি ও আমলের মধ্যে আসল দীন রসূল আকরাম (সা.)-এর আদর্শ 
এবং সাহাবায়ে কিরাম রো.) ও তাবিঈদের তরীকা থেকে কতটা দূরে সরে গেছে 
এবং কতটা বিপর্যয় দেখা দিয়েছে। 

8. এমন কোন ধৰ্মীয় ব্যক্তিত্বের অভাব যিনি মানসিক ও আধ্যাত্মিক উভয় 
দিক দিয়ে সাধারণ মান থেকে উন্নত, শক্তিশালী ও চিত্তাকর্ষক ব্যক্তিত্ব এবং 
প্রভাবশালী আধ্যাত্মিকতার অধিকারী হবেন, যিনি মানসিক অস্থিরতা ও 
চিত্তচাঞ্চল্য দূর করবেন, সমাজের মরা দেহে নতুন প্রাণের সঞ্চার করতে পারবেন 
এবং ইসলামের চিরন্তনতা ও শরীয়তে মুহান্মদীর সত্যতা, উন্নতি ও বিকাশের 
বিস্তৃত সম্ভাবনার উপর নতুন আস্থা ও বিশ্বাসের সৃষ্টি করতে পারেন। 

১০ম শতাব্দীর ইতিহাস অধ্যয়ন থেকে (অনুবাদ ও জীবনী গ্রন্থ এরং বিভিন্ন 
ঘটনা ও দুর্ঘটনার রোয়েদাদের সাহায্যে) জানা যায় যে, কমপক্ষে ভারতবর্ষে এই 
অস্থিরতা ও চিন্তার বিক্ষিপ্ততার এই স্বাভাবিক কারণসমূহ বিগত শতাব্দীগুলোর 
মুকাবিলায় বেড়ে গিয়েছিল এবং এরই ফলে মানসিক অস্থিরতা ও গোলযোগপূর্ণ 
আন্দোলন এই শতাব্দীতে খুব বেশী দৃষ্টিগোচর হয়। 


দশম শতাব্দীর সবচে” বড় ফেতনা 


দ্বিতীয় সহত্রাব্দ সম্পর্কে ভ্রান্ত ধারণা 
হিজরী দশম শতাব্দী এই দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে, এর সমাপ্তিতে 


(পূর্ববর্তী পৃষ্ঠার পর) নৈতিক অবস্থা দ্রুততার সাথে ধ্বংসের পথে অগ্রসর হচ্ছিল। 
আফসানা-ই-শাহান এবং তারীখে দাউদী গ্রন্থে যে সব কিসসা-কাহিনীকে বিস্ময়করভাবে 
পেশ করা হয়েছে তা নৈতিক অধঃপতন ও বিশ্বাসের অশুভ অবস্থার দর্পণ ৷ দরিদ্রদের 
বিলাস জীবন, ছাত্রদের খারাপ চাল-চলন ও উচ্ছুংখলতা, তা'বীষ ও মাদুলীতে অযথা 
বিশ্বাস, জিন-পরী ও দেবদেবীর কাহিনী, সুলায়মান (আ)-এর প্রদীপের কাহিনী কোন 
সুদৃঢ় সমাজ অথবা সুসংবদ্ধ নৈতিক ব্যবস্থাপনার মধ্যে এভাবে ব্যাপক হতে পারত না। 
বস্তুত মাহদাবী আন্দোলন এই মানসিক অবনতি ও ধর্মীয় স্থবিরতা দূর করার একটি প্রয়াস 
ছিল” সোলাতীনে দিল্লীকে মযহাবী ক্তজতানা, 3?১)। 


৩৪ হযরত মুজাদ্দিদ আলফেছানী (র) 

ইসলামী বর্ষপঞ্জী এক হাজার বছর পূর্ণ এবং দ্বিতীয় হাজার বছর (দ্বিতীয় 
সহস্রাব্ঘ)-এর সুচনা হয়। সাধারণ অবস্থায় এই পরিবর্তন তেমন গুরুতৃপূর্ণ নয়। 
পৃথিবীর দীর্ঘ বয়স এবং মানব জীবনের বিশাল বিস্তৃত পঞ্জিকা যেভাবে প্রতিটি 
শতাব্দীতে একবার পাতা উল্টায় তেমনি এক হাজার বছরের উপরও ১১শ 
শতাব্দীর নতুন পাতা উল্টাতে যাচ্ছিল। কিন্তু যখন মনের ভেতর ভীষণ রকমের 
বিক্ষিপ্ত ভাবনা, ধর্ম বিশ্বাসে বিরাট দোদুল্যমানতা, দীনের সহীহ তা'লীম এবং 
কুরআন ও সুন্নাহর জ্ঞান সম্পর্কে কেবল অজ্ঞতা ও অলসতাই নয় বরং ভীতি ও 
ঘৃণা হয়, থ্রীকদের জ্ঞান-বিজ্ঞানকে মানব বুদ্ধির শেষ ধাপ বলে অভিহিত করা 
হয় এবং এরই নাম “হিকমত”, “জ্ঞান ও প্রজ্ঞা” এবং মানবীয় জ্ঞান-বিজ্ঞানকেও 
- পরিপূর্ণতার সুবিশাল বিস্তৃত দিগন্তে ৷ 55১1১ হিসাবে অভিহিত করা হয়, 
কথার ফুলঝুরি সৃষ্টি এবং পিপড়াকে হাতী (কিংবা সুচকে ফাল) হিসাবে দীড় 
- করানো হয়, শিক্ষা ব্যবস্থা ও পাঠ্য তালিকাকে শিক্ষাঙ্গনের কামালিয়াত মনে করা 
হয়, ইলমে নবৃওত তথা নবৃওতের জ্ঞান, আসমানী গ্রন্থ, ওয়াহী অবতরণ এবং 
কুরআনের “নস*সমূহকে উপহাস ও বিদ্রুপ করা হয় এবং এর উপর ঈমান 
আনাকে মূর্খতা, অন্ধ অনুকরণ ও বুদ্ধিবৃত্তির সঙ্গে শত্রতার সমার্থক মনে করা 
হয়, অতঃপর সেই সাথে তৎকালীন হকুমত ও রাজনৈতিক ব্যবস্থাপনার প্রতি (যা 
ভুল ও শুদ্ধভাবে ধর্মের আশ্রয় গ্রহণ করত এবং একে নিজেদের ক্ষমতার 
পৃষ্ঠপোষক ভাবত) অসন্তোষ, বিদ্রোহ ও বিক্ষোভের সীমা পর্যন্ত গিয়ে 
পৌঁছেছিল। এর পর সোনায় সোহাগার মত যখন এমন সব উৎসাহী ও 
ভাগ্যান্বেধী মানুষ সৃষ্টি হয়ে গেল যারা মেধা ও তৎকালের জ্ঞান-বিজ্ঞানে 
সুসজ্জিত, যারা নতুন যুগের প্রতিষ্ঠাতা ও পথ-প্রদর্শক এবং সম্মান ও শক্তির 
অধিকারী হবার সোনালী স্বপ্ন দেখছিল এবং তাদের দিল ও দিমাগে এ আশা- 
আকাঙ্খাও নিত্য-নতুন রূপ নিচ্ছিল যে, মাস ও বছরের বিবর্তন থেকে সেও 
ফায়দা লুটবে যে ফায়দা বিগত দিনের ধর্মীয় নেতৃবৃন্দ তোদের কথা মত) লুটেছে * 
এবং তাদের দাওয়াত ও আন্দোলন থেকে দেশ ও জাতির ইতিহাসে এক নতুন 
বর্ষপঞ্জীর সুচনা হয়েছে আর তাদের ধারণায় এর সর্বাধিক সফল ও পূর্ণাঙ্গ রূপ 
ছিল সেই আমলের সূচনা যা রসূল আকরাম (সা.)-এর আবির্ভাব এবং ইসলা- 
মের বিকাশ থেকে আরবে শুরু হয় এবং সমগ্র বিশ্বকে আপন ছায়াতলে ঢেকে 
নেয়। তাদের নিকট এই দীনের ইতিহাস এবং দুনিয়ার বর্ষপঞ্জীতে প্রথম সহ- 
স্রাব্দের সমাপ্তি এবং দ্বিতীয় সহস্রাব্দের শুরু এমন একটি গুরুত্বপূর্ণ ঘটনা ও সুবর্ণ 


হিজরী দশম শতাব্দিতে মুসলিম বিশ্ব ৩৫ 
সুযোগ ছিল যা খুব সত্র ও বারবার ফিরে আসে না । যদি এই দুর্লভ সুযোগ 
খুইয়ে ফেলা হয় তবে পুনরায় এক হাজার বছর অপেক্ষা করতে হবে । এজন্য 
এই সুযোগ কোনভাবেই হারানো ঠিক হবে না, অন্যথায় শতাব্দীর পর শতাব্দী 
আফসোস করতে হবে। 

১০ম শতাব্দীর শেষার্ধে আমরা মুসলিম বিশ্বের বিভিন্ন অংশে, বিশেষ করে 
এর সবচে’ অস্থির, তীক্ষু, সৃজনী ও উদ্ভাবনী ক্ষমতার অধিকারী ভূখণ্ড ইরানে 
(যাকে অনেকগুলো সাদৃশ্যের দরুন প্রাচ্যের গ্রীস বলা সঙ্গত হবে) এই ধারণার 
ছায়া দৃষ্টিগোচর হয়৷ ইসলামের আবির্ভাব ও বিকাশের পর এছিল পয়লা সুযোগ 
যে, এক হাজার বছর পূর্ণ হচ্ছিল এবং দ্বিতীয় সহস্রাব্দ শুরু হতে চলেছিল। 
প্রতিটি শতাব্দীর মাথায় মুজাদ্দিদের আবির্ভাব হাদীস থেকেই প্রমাণিত এবং ইনি 
তহাস থেকেও এর প্রমাণ মেলে । এজন্যই কতক ধীশক্তির অধিকারী দ্বিতীয় সহ- 
স্রাব্দের শুরুতে সুজাদ্দিদের চেয়েও বেশী করে নতুন ধর্মের প্রতিষ্ঠাতা এবং 
বিশ্বের নতুন যুগের একজন বিজেতার আত্মপ্রকাশের স্বপ্ন দেখতে শুরু করেছিল 
এবং এর ভিতর অনেক অত্যুত্সাহী লোক নিজেদের নাম এই পদের প্রার্থী 
তালিকায় লিখাবার প্রয়াসও শুরু করে দিয়েছিল। আফসোস যে, এই যুগের 
কোন মানসিক ও চৈস্তিক ইতিহাস প্রণীত হয়নি যার ভেতর এই যুগের মন- 
মস্তিষ্ক, আবেগ-অনুধ্েরণা, ধ্যান-ধারণা ও আশা-আকাঙ্খার প্রতিচ্ছায়া 
দৃষ্টিগোচর হবে। পূর্বের ও বিগত যুগগুলোর মত সব ইভিহাসই রাজা- 
বাদশাহদের দরবারকে কেন্দ্র করেই আবর্তিত হয় (অর্থাৎ ইতিহাসে জনগণ তথা 
দেশের সাধারণ মানুষ স্থান পায়নি । ইতিহাস লেখা হয়েছে অধিকাংশ রাজা- 
বাদশাহদের শানদার দরবার ও তাদের পরিচালিত অভিযান ও যুদ্ধ-বিগ্রহকে 
কেন্দ্র করেই- অনুবাদক)এবং এর ভেতর অধিকাংশই সাম্রাজ্যের উত্থান-পতন, 
নিযুক্তি ও অপসারণ, আমীর- উমারার আরাম -আয়েশ ও বিলাস-ব্যসনের 
কাহিনী এবং যুদ্ধ-বিগ্রহের চমকপ্রদ ও লোমহর্ষক বর্ণনাই মিলে । যদি দশম 
শতাব্দীর মুসলিম বিশ্বের কোন সুচিন্তিত ইতিহাস পাওয়া যেত তাহলে আমরা 
পরিষ্কার দেখতে পেতাম যে, দ্বিতীয় সহস্রাব্দের নৈকট্য কত মানুষের অন্তর- 
মানসে ভ্রান্ত আশার উজ্জল প্রদীপ জ্বেলেছিল এবং তা নতুনতর নেতৃত্বের মসনদ 
এবং একটি নতুন নেতৃতু ও কর্তৃত্বের আখড়া বানাবার জন্য ঢাক-ঢোল জোগাতে 
শুরু করে দিয়েছিল। | 

সাফারী হুকুমত প্রতিষ্ঠার পর যিনি শী'ঈ মতবাদকে হুকুমতের শক্তি ও 


৩৬ হযরত মুজাদ্দিদ আলফেছানী (র) 


সৌভাগ্যের সাহায্যে সম ইরানের অনুসৃত ধর্মে পরিণত করে দিয়েছিলেন এবং 
যদিও এই সাম্রাজ্যের প্রতিষ্ঠাতার সর্বোচ্চ পূর্বপুরুষ যার নিকট থেকে রাজ্য 
শাসনের উত্তরাধিকার পাওয়া গেছে সেই শায়খ সফিয়্যুদ্দীন স্বীয় রুচি ও 
, মতাদর্শের দিক দিয়ে সুফী ছিলেন-কিন্তু যেহেতু শী'ঈ মতবাদ তাসাওউফের প্রতি 

বৈরিতা পোষণ করে-তার শাসনামলে সেই ইরান যে ইরান একদিন ইমাম 
গাষালী তৃসী, শায়খ ফরীদুদ্দীন আত্তার নীশাপূরী, মওলানা জালালুদ্দীন রুমী১ 
এবং মওলানা আবদুর রহমান জামীর ন্যায় ‘আরিফ ও তত্তৃজ্ঞানীর জন্য দিয়েছিল, 
যেই ইরান থেকে বাগদাদ, দিল্লী ও আজমীর পীরানে পীর সায়্যিদুনা হযরত 
আবদুল কাদের জীলানী, শায়খুশ-শুয়ুখ শায়খ শিহাবুদ্দীন সুহরাওয়ার্দী, 
খাওয়াজা-ই বুযুর্গ শায়খ যুঈনুদ্দীন চিশতী এবং শহীদ-ই 'ইশক খাওয়াজা কুতব 
উদ্দীন বখতিয়ার কাঁকী আওশী রো)-র মত বুযুর্গ সাধক লাভ করেছিল সেই 
ইরান থেকে তাসাওউফের প্রদীপ একেবারেই নির্বাপিত হয়ে যায়। অপর দিকে 
কুরআন ও সুন্নাহর সেই "ইলম বা জ্ঞান ও হাদীস শাস্ত্র ইরান ছিল একদিন যার 
হাজ্জাজ আল-কুশায়রী নীশাপুরী, আবু “ঈসা তিরমিযী, আবু দাউদ 
সিজিস্তানী,ইবনে মাজা কাযবীনী এবং হাফিজ আবু “আবদুর রহমান নাসাঈর মত 
হাদীসের ইমাম ও সিহাহ সিত্তাহ্র গ্রন্থকার, সংকলক সেই ইরান এখন কুরআন- 
সুন্নাহ ও ‘ইলমে হাদীস সম্পর্কে একেবারেই অপরিচিত ও সম্পর্কহীন হয়ে 
গিয়েছিল । এখন তার জ্ঞান-বিজ্ঞানের সমস্ত পুঁজি, তার বৈশিষ্ট্য ও প্রাধান্যের 
ক্ষেত্র গ্রীক জ্ঞান-বিজ্ঞান, তার দর্শন ও যুক্তি শান্তর । এই বিপ্লব যা আরবের নবী 
সো)-র সাহাবায়ে কিরাম (রা) এবং তীর সুন্নাহ ও হাদীসসমূহ থেকে এই 
মনুষ্য-প্রসবিনী মুসলিম দেশটির আত্মীয়তার সম্পর্কটি প্রথমেই কেটে দিয়েছিল। 
দেশের প্রতিভাবান, ধীশ্‌ক্তি ও সৃজনী ক্ষমতার অধিকারী শ্রেণীর সম্পর্ক নবুওতে 
মুহাম্মদী, খতমে নবুওতের আকীদা এবং দীন ইসলামের স্থায়িত্ব ও চিরন্তনতার 
আকীদা থেকে যদিও বিচ্ছিন্ন করেনি, তবুও এ সম্পর্ককে দুর্বল করে দিয়েছিল 
- অবশ্যই। যদি আহলে বায়ত 'শী“আ মতবদের ভিত্তিতে)-এর প্রতি শ্রদ্ধা, ভক্তি 
ও নিসবত না থাকত তাহলে দেশটির পক্ষে পুনরায় অগ্নিপূজা, ইসলাম পূর্বযুগের 
_ সভ্যতা এবং ফেরদৌসীর শাহনামার রুস্তম ও ইস্ফান্দিয়ার-এর যুগের দিকে ফিরে 
যাবার সমূহ আশংকা ছিল। 

এমতাবস্থায় নবম ও দশম শতাব্দীর ইরানে উচ্ছংখল আন্দোলন এবং ইসলা- 
১. তিনি খুরাসানে অবস্থিত বলখের অধিবাসী ছিলেন, বর্তমানে আফগানিস্তানে অবস্থিত। . ' 


হিজরী দশম শতাব্দিতে মুসলিম বিশ্ব _ ৩৭ 
.. মের বিরুদ্ধে বুদ্ধিবৃত্তিক ও দার্শনিক চক্রান্ত সৃষ্টি হওয়া অস্বাভাবিক ছিল না, ছিল 
না কল্পনার বাইরে যার সবচে’ প্রগতিশীল উদাহরণ নবম শতাব্দীর শেষ এবং 
দশম শতাব্দীর প্রথম দিককার নুকতাবী আন্দোলন যে আন্দোলন ইরানের এই 
অস্থির চিত্তের সর্বোত্তম প্রকাশ যা কখনো মায়দাকের অবয়বে, কখনো মানীরূপে, 
আবার কখনো-বা হাসান ইবন সাব্বাহর পোশাকে প্রকাশিত হয়েছিল এবং যা 
ছিল নির্ভেজাল ধর্মদ্রোহী আন্দোলন। ইস্কান্দার মুনশীর ভাষায় ৪ 

“এই ফের্কা দার্শনিকদের মযহাব মুতাবিক বিশ্ব-জাহানকে “কাদীম” 
(অনাদি, চিরন্তন) মেনে থাকে । মানবদেহের পুনরুজ্জীবন লাভ এবং হাশর-নশর 
সম্পর্কে এরা কোনরূপ বিশ্বাস পোষণ করে না। আমলের ভাল-মন্দের শাস্তি ও 
পুরস্কারকে দুনিয়ার শান্তি বা আরাম ও লাঞ্ছনা-গঞ্জনা আকারে একেই বেহেশত 
ও দোযখ মনে করে থাকে” তোরীখ আলম আরায়ে আব্বাসী, ২য় খণ্ড, ৩২৫ 
পৃট। 

শাহনওয়ায খান তাদের সম্পর্কে বলেন £ 

“ইল্ম নুকতা-ই ইলহাদ১ ও যানদাকী২-ই ইবাহাত (অর্থাৎ সব কিছুই 
জায়েষ) এবং ওয়াসীণউল-মাশরাবী (সবই বিশুদ্ধ ও সহীহ)-র নাম। প্রাচীন 
কালের দার্শনিকদের মত তারাও পৃথিবীর অনাদি ও চিরন্তন হওয়া সমর্থন করে 
এবং হাশর-নশর ও কিয়ামত অস্বীকার করে। আমলের ভাল-মন্দের পুরষ্কার ও 
শাস্তি এবং জান্নাত ও জাহান্নীমকে এই দুনিয়ারই প্রাচুর্য ও আরাম-আয়েশ এবং 
অভাব-অনটন ও দুঃখ-কষ্টকে মনে করে থাকে ।”২ 

তারা পুনর্জনেো বিশ্বাস করে এবং তারা বিশ্বাস করে যে, জড় জগত ও 
প্রাণীকুল উন্নতি করতে করতে অর্থাৎ ক্রমোন্নতির মাধ্যমে মনুষ্য পর্যায়ে উপনীত 
হয় ।৩ উদ্ভিদ উদগমের মধ্যে আল্লাহ্‌র কুদরতের কোন ভূমিকাই নেই, এ কেবল 
নক্ষত্ররাজি ও বিভিন্ন মৌলিক উপাদানের সংমিশ্রণের ফল৪। কুরআন পাককে নবী 
করীম সো.) কর্তৃক প্রণীত বলে তারা মনে করে। শরীয়তের মসলা-মাসাইলকে 


২ মাআছিরুল-উমারা, ২য় খণ্ড, ৬১৯ পৃ.। 

৩. দাবিস্তানে মাধাহিব, পৃ. ৩০০। 
৪. মাবলাগুর-রিজাল, পৃ. ২৫ক হস্তলিখিত পাণ্ডুলিপি বিদ্যমান, মওলানা আযাদ সংগ্রহ, মওলানা 
আযাদ লাইব্রেরী, মুসলিম বিশ্ববিদ্যালয়, আলীগড় । 


৩৮ হযরত মুজাদ্দিদ আলফেছানী (র) 
ও কুরবানীকে ঠীট্টা-বিদ্রাপ করে ।১ রমযান মাসের নাম রেখেছে “মাহে গুরুসঙ্গী 
ও তিশনাগী”। পাক-পবিব্রতা অর্জন ও গোসলের মসলা-মাসাইল নিয়েও তারা 
হাসি-মক্করা করে২ এবং চিরন্তন হারাম-এর হুরমতকেও তারা সমর্থন করে না। 
তারা কুরআন-হাদীস তথা ওয়াহী-নির্ভর জ্ঞান স্বীকার করে না এবং তারা 
বৃদ্ধিবৃত্তিক জ্ঞানের জোর সমর্থক 1৩ 

এই ফেব্কার প্রতিষ্ঠাতা বলা হয় মাহমুদ পীসখাওয়ানীকে।৪ হিজরী দশম 
শতাব্দীতে ভারতবর্ষ ও ইরানের হাজার হাজার লোককে এই ফের্কা প্রভাবিত 
করে এবং ইরানে এর অনুসারীদের সংখ্যা হাজার হাজারে গিয়ে পৌছে। 

নুকতাবীদের আকীদা ছিল এই যে, সৃষ্টির আদি থেকে মাহমুদ গীসখাওয়ানী 
পর্যন্ত আট হাজার বছরের মুদ্দত হয়। এই গোটা সময়কাল ছিল আরবদের 
নেতৃত্বের সময়। কেননা এই মুদ্দতে তথা সময়পর্বে পয়গম্বর কেবল আরবেই 
জনেছে। 

মাহমুদ পীলখাওয়ানীর আবির্ভাব থেকে আরবদের নেতৃত্ব খতম হয়ে 


২. প্রীপুক্ত। 

৩. প্রাগুক্ত £ এই নিবন্ধে অধ্যাপক মুহাম্মদ আসলামের “দীন-ই ইলাহী আওর উস্কা পাস 
মানজার” নামক গ্রন্থ, অধিকন্তু আলীগড় মুসলিম ঘুনিভার্সিটির ড. নাধীর আহমদের 
“তারীখী ও আদবী মুতালি” নামক গ্রন্থ থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়েছে। 
আরও বিস্তারিত ও নির্ভরযোগ্য তথ্যের জন্য দ্র. নুকতাবীয়া য়া পীসখাওয়ানীয়া” ড. সাদিক 
কায়া। 

৪. মাহমুদ পীসখাওয়ানী অথবা পেসখানী গিলানী আন্ত্রাবাদ নামক স্থানে হিজরী ৮০০ সনে এই 
নতুন ধর্মের ঘোষণা দেন। ৮৩২ হিজরীতে তার মৃত্যু হয়। এই ফের্কার বুনিয়াদ স্থাপিত 
হয় হিজরী নবম শতাব্দীর একেবারে প্রথম ভাগে। ক্রমান্বয়ে তা শক্তি সঞ্চয় করতে থাকে । 
এমনকি দশম ও একাদশ শতাব্দীতে ইরান ও ভারতবর্ষে এই ফের্কার অনুসারীদের সংখ্যা 
হাজার হাজারে গিয়ে পৌছেছিল। এই ফের্কাকে মুলহিদ (ধর্মদ্রোহী), তানাসুখিয়া ও 
যিন্দীক নামে ইরানী এতিহাসিক ও মুসলিম লেখকগণ স্মরণ করেছেন এবং যেহেতু মাহম- 
এদের প্রতিটি বস্তুর সৃষ্টি মাটি থেকেই হয়েছে এবং মাটিকে নুকতা বলে অথবা এ জন্য যে, 
সে কুরআনের মতলব (অর্থ, মর্ম) কে স্বীয় ধারণাকে ব্যক্ত করার মধ্যে হরফ ও নুকতার 
সংখ্যা থেকে সাহায্য নিয়েছে সেজন্য এই ফের্কাকে নুকতাবী অথবা আহলে নুকতা বলা 


হয়। 
৫. মাহমুদ কিংবা তার কোন অনুসারীর কবিতা ৪ 
২৬০৮ ০৪৩ 015১ Sa dm 
১০০০ pA ০৫ 4০৭৮ PE বর্গ অতি SAIS 


হিজরী দশম শতাব্দিতে মুসলিম বিশ্ব ৩৯ 


জন্ম নেবেন।১ | L 

নুকতাবীদের ধর্ম বিশ্বাস, যার কিছুটা বর্ণনা এখানে দেওয়া হল, বুনিয়াদী ও 
বিপ্নবাত্মক গুরুত্বের অধিকারী (এবং আমাদের এই আলোচনা ও মুজাদ্দিদ 
সাহেবের তাজদীদী তথা পুনর্জাগরণমূলক কর্মকাণ্ডের সঙ্গে এর বিশেষ সম্পর্ক 
রয়েছে) । তাদের বিশ্বাস মতে, “ইসলাম ধর্ম মনসুখ হয়ে গেছে। এজন্য 
মাহমুদের আনীত দীন কবুল করা ছাড়া গত্যন্তর নেই” ইসলাম ধর্মের মেয়াদ 
শেষ হয়ে গেছে। এখন নতুন দীন আবশ্যক ।২ দশম শতাব্দীর এই আকীদার 
আবির্ভাব ও ঘোষণা পরিষ্কার ইঙ্গিত দেয় যে, তারা এই সহস্রাব্দ আকীদার 
সমর্থক এবং দ্বিতীয় সহত্রাব্দষ থেকে তাদের মিশন জোরেশোরে শুরু করতে 
যাচ্ছিল। শাহ ‘আব্বাস সাফাবী ইরানে নুকতাবী ধর্ম অনুসরণের অভিযোগে 
হাজার হাজার নুকতাবীকে মৃত্যুর দুয়ারে পাঠিয়ে দেন। এ ব্যাপারে শাহ তার 
পূর্ববর্তী শাহদের তুলনায় অধিকতর কঠোর ভূমিকা গ্রহণ করেছিলেন । বাদশাহ্‌র 
দৃষ্টিতে এদের চেয়ে বেশী বিপজ্জনক আর কোন দল ছিল না। অনন্তর ১০০৩ 
হিজরীতে তিনি তাদের বিরাট সংখ্যককে পাইকারী হত্যা করেন। এই হত্যা ও 
ধ্বংসযজ্ঞের কারণে বহু নুকতাবী জীবন বাঁচিয়ে ভারতবর্ষে পালিয়ে আসে ৷ এদের 
মধ্যে মওলানা হায়াতী কাশীও ছিলেন যিনি দু'বছর বন্দী থাকার পর শীরাধ 
আসেন এবং ৯৮৬ হিজরীতে কিছু দিন দেশে কাটিয়ে শেষাবধি ভারতবর্ষে চলে 
আসেন। ৯৯৩ হিজরীতে তিনি আহমদ নগরে বর্তমান ছিলেন৷ শরীফ আমেলী 
নামক একজন আলিম এই ফেরকার নেতৃস্থানীয়দের সঙ্গে সম্পর্কিত ছিলেন । 
তিনি তার সময়কার কঠোরতার দরুন অতিষ্ঠ হয়ে ভারতবর্ষে চলে এসেছিলেন । 
সম্রাট আকবর তার সঙ্গে পীরের মত ব্যবহার করতেন। কোন কোন বিশেষজ্ঞের 
ধারণা যে, মীর শরীফ আমেলীই মাহমুদ পীসখাওয়ানীর লেখা থেকে প্রমাণ. পেশ 
করে সম্রাট আকবরকে নতুন ধর্ম প্রবর্তনে উৎসাহিত করেন । তিনি মাহমুদের 
ভবিষ্যদ্বাণী বিবৃত করেন যে, ৯৯০ হিজরীতে এক ব্যক্তির আবির্ভাব ঘটবে যে 
বাতিল ধর্ম মিটিয়ে দীনে হক কায়েম করবে । 

এ্রতিহাসিক বদায়ুনী ও খাজা কিলীত উভয়ে এ বিষয়ে একমত যে, শরীফ 
আমেলী ইরান থেকে পালিয়ে এসে শায়খ হুসায়ন খাওয়ারিষমীর পৌত্র মাওলানা 
মুহাম্মদ যাহিদের খানকাহে আশ্রয় নেন এবং সূফীদের মত থাকতে লাগেন। 


১, দাবিস্তানে-মাযাহিব, ৩০১ পৃ, | 
চি পৃ. ৩০০ । 
৩. 0৮৯ {= -এর গ্রন্থকার খাজা বাকী বিল্লাহর পুত্র খাজা উবায়দুল্লাহ। 


৪০ হযরত মুজাদ্দিদ আলফেছানী (র) 
যেহেতু তার স্বভাবের সঙ্গে দরবেশীর কোন সম্বন্ধ ছিল না বিধায় তিনি গালগল্প, 
- নির্লজ্জ আচরণ ও বেহায়াপনাকে অবলম্বন বানান। মওলানা ঘাহিদ যখন তার 
আকীদা সম্পর্কে জানতে পারলেন তখনই তাকে খানকাহ থেকে বের করে দেন 
এবং শরীফ আমেলী দাক্ষিণাত্যে গমন করেন। 

দাক্ষিণাত্যে তখন শী“আদেরই রাজত্ব চলছিল । লোকে শরীফ আমেলীকে 
শী'আ আলিম ভেবে লুফে নেয়। কিন্তু তারা যখন তার আকীদা সম্পর্কে জানতে 
পারল তখন তারা ক্ষেপে গেল। বদায়ুনীর ভাষায় ৪ 

“দাক্ষিণাত্যের শাসক তার অস্তিতুই শেষ করে দিতে চেয়েছিলেন। কিন্তু 
পরে সিদ্ধান্ত নেন যে, তাকে গাধার পিঠে বসিয়ে জনসমক্ষে তার মুখোশ তুলে 
ধরা হবে।”১ 

সন্ত আকবর তাকে এক হাজারী মনসব প্রদান করে তার নৈকট্য-প্রাপ্তদের 
অন্তর্ভূক্ত করে নেন২ এবং বাংলায় তাকে দীন-ই ইলাহীর দাঈ নিযুক্ত করেন। সে 
মু'তাকিদ ভেক্ত-অনুরক্ত)-দের সামনে সে আকবরের প্রতিনিধিত্ও করত ।৩ 
মা‘আছিরুল-উমারা গ্রন্থে বর্ণিত হয়েছে £ তিনি তাসাওউফ ও ইলমে মারিফাত 
হাসিল করেছেন এবং এগুলোকে কুফরী ও খোদাদ্রোহিতার সাথে ঘুলিয়ে 
ফেলেছেন এবং প্রত্যেক বস্তুকেই আল্লাহ বলে দাবি করেছেন। 

আবুল ফযল আল্লামী সম্পর্কে কতক সমসাময়িক এঁতিহাসিকের বর্ণনা যে, 
তিনি নুকতাবী আন্দোলন দারা প্রভাবিত ছিলেন। শাহ ‘আব্বাস সাফাবী নসরাবাদ 
কাশানে বিশষ্ট নুকতাবী দা‘ঈ ও ধিশ্মাদার মীর সায়্যিদ আহমদ কাশীকে যখন 
হত্যা করেন তখন তার কাগজের স্তূপের ভেতর যে সব নুকতাবীর চিঠিপত্র 
পাওয়া গিয়েছিল তার মধ্যে আবুল ফযলের একটি চিঠিও ছিল। সমকালীন 
বলেনঃ 


5 


“ভারতবর্ষ থেকে গমনাগমনকারীদের থেকে জানতে পারলাম যে, শায়খ 
সম্রাটের নৈকট্যপ্রাপ্তদের একজন এবং সেও এই ধর্মের একজন অনুসারী । সে 
১. সুনতাখারুত-তাওয়ারীখ, ২য় খণ্ড ২৪৬ পৃ. । 


২. J ৮০ ৩২ পৃ 
৩. মুনতাখাব, ২য় খণ্ড, ২৪৫-২৪৮ পৃ 


হিজরী দশম শতাব্দিতে মুসলিম বিশ্ব 8১ 
দিয়েছে। মীর আহমদ কাশীকে লিখিত তার পত্র থেকে যা মীর কাশীর 
কাগজপত্রের মধ্যে পাওয়া গিয়েছিল, প্রমাণিত হয় যে, সে নুকতাবী ছিল।”১ 

খাজা কিলী তদীয় ৯) ০ গ্রন্থে মাহমুদ পীসখাওয়ানীর আলোচনা 
করতে গিয়ে বলেন £ 
০৫1০৪ ১৪19 ০৯০৯৪ ৩৮০০৯ ৪৫01 ৮054 ৪১৪৫০ LAY একা 25 

SILAS 0159458 

শায়খ আবুল ফযল নাগোরী সেই ক্ষতিকর আইনকে ভারতবর্ষেও ছড়িয়ে 

দিয়েছেন। 

এই সব এঁতিহাসিক সাক্ষ্য-প্রমাণের পর অনুমিত হয় যে, নুকতাবী ফেব্কা 
অথবা আন্দোলনের দা‘ঈ ও পতাকাবাহিগণ ভারতবর্ষে এসে দ্বিতীয় সহস্রাব্দের 
জন্য নতুন যুগ, নতুন ধর্ম ও নতুন আইন-এর জন্য কিভাবে এক সিংহাসন ও 
মসনদ তৈরী করে রেখেছিল যার উপর সমাসীন হবার জন্য একজন 
এখতিয়ারসম্পন্ন ও শক্তিশালী উপযোগী ব্যক্তিত্বের দরকার ছিল আর এজন্য 
তাদের দৃষ্টিতে আকবরের চেয়ে সর্বাধিক যোগ্য আর কেউ ছিল না ।২ 


১, GAL dhl x ssh 4398 নামক নিবন্ধ থেকে গৃহীত, ডঃ নাধীর আহমদের ও ৪৯৬৮ 
1৮০ =! নামক গ্রন্থ থেকে উদ্ধৃত, ২৬৯ পৃ. 
২. Jl ৮৮০ ৩১-৩২ ও ৩৩ দর. । 


দ্বিতীয় অধ্যায় 


আকবরের শাসনামল এবং তার 
পরস্পর বিরোধী শাসনকাল 


সমাট আকবরের ধর্মীয় ও মযহাবী জীবন 


ভারতবধের্র সমস্ত খঁতিহাসিক এ ব্যাপারে একমত থে, উতর 
লাভ এবং প্রাথমিক শাসনামল কেবল একজন গৌড় বিশ্বাসী মুসলমান হিসাবেই 
শুরু হয়নি, বরং নির্মল আকীদা, ধর্মের প্রতি অতি মাত্রায় আকর্ষণ ও আগ্রহের 
মাঝ দিয়েই সূচনা ঘটেছিল। একথা প্রমাণের জন্য আকবরের শাহী দরবারের 
বিখ্যাত লেখক ও আলিম এবং আকবরের শাসনামলের ইতিহাস লেখক মোল্লা 
আবদুল কাদির বদারুনী (মৃ.১০০৪ হি.)-র ইতিহাস প্রসিদ্ধ গ্রন্থ “মুনতাখাবু'্ত- 
তাওয়ারীখ' থেকে বাছাই করে আকবরের শাসনামলের এই যুগের কতকগুলো 
বিচ্ছিন্ন ঘটনা এবং সম্রাটের অবস্থাদি উদ্ধৃত করা হচ্ছে যখন তিনি পূর্বসুরীদের 
মতই একজন সাদা-সিধা ও সৎ আকীদাসম্পর মুসলমান ছিলেন এবং দীনী 
‘লীম তথা ধৰ্মীয় শিক্ষা, বরং বলা চলে আদৌ কোন লেখাপড়ার সুযোগ না 
ঘটায়, পরিবেশের প্রভাব এবং আপন যুগের প্রথা মাফিক (যার ভেতর পীর-বুযুর্গ 
ও তীদের মাযার সম্পর্কে মাত্রাতিরিক্ত ভক্তি, সীমাতিরিক্ত সু-ধারণা ও বিশ্বাস 
এবং বিদ“আাতের ব্যাপক প্রচলন ছিল) বুযুর্গদের মাযারে লম্বা-চওড়া সফর 
করতেন, বদ'আকীদা এবং সর্বসাধারণ যে আকীদা পোষণ করত তার বিরোধী 
আকীদা পোষণের অভিযোগে কঠোর সাজা দিতেন,আল্লাহর ওলীদের মাযারে 
নযর-নিয়াধ প্রদান করতেন,স্বয়ং গভীর আত্মনিমগ্নতার সাথে ধিকর-এ মশগুল 
থাকতেন, ‘আলিম ও সালিহ বান্দাদের সাহচর্ধে সময় অতিবাহিত করতেন এবং 
সামা'র মজলিসে অংশগ্রহণ করতেন। 

আকবরের দীনদারী এবং ধর্মের প্রতি মাত্রাতিরিক্ত আগ্রহের সাক্ষ্য মোল্লা 
আবদুল কাদির বদাঝুনীর বিবরণ থেকে উদ্ধৃত করতে কোন আপত্তি থাকার কথা 
নয়। কেননা এ ব্যাপারে সমস্ত এতিহাসিকই একমত এবং এথেকে বরং ' 


6] 


88 হযরত মুজাদ্দিদ আলফেছানী (র) 
আকবরের প্রশংসাই বেরিয়ে আসে। আর এ ব্যাপারে মোল্লা আবদুল কাদির 
বদায়ুনীর ইতিহাস ও রচনার মধ্যে কোন রকম বিরোধিতামূলক আবেগের কাজ 
করা কিংবা শত্রুতার কোন প্রশ্নই ওঠে না। অবশ্য আকবরের জীবনের অপরাংশ 
(দীন-ই ইলাহীর আদর্শ প্রচার, সমস্ত ধর্মই মূলত এক__ এই আকীদা-বিশ্বাস, 
ইসলাম থেকে দুরত্ব অবস্থান ও ভীতি, অপরাপর ধর্ম বিশ্বাস সম্পর্কে 
মাত্রাতিরিক্ত আনুকূল্য পোষণ ও উদারতা প্রদর্শন এবং ইসলাম সম্পর্কে বৈরী 
দৃষ্টিভঙ্গি ও আচরণ)-এর ব্যাখ্যা-বিশ্লেষণ ও বিস্তারিত বর্ণনার ক্ষেত্রে আমরা 
মোল্লা আবদুল কাদির বদায়ুনীর বিবরণ উদ্ধত করতে (যার সত্যতা ও 
নির্ভরযোগ্যতা এবং এসবের খতিহাসিক নিরপেক্ষতার ব্যাপারে এর শেষ 
বছরগুলোতে কতিপয় মহলের পক্ষ থেকে বিরাট সন্দেহ ও সংশয় সৃষ্টি করা 
হয়েছে)১ সতর্কতা অবলম্বন করব এবং কেবল এককভাবে তীর বর্ণিত বিবরণের 
উপরই নির্ভর করব না,বরং এগুলো আকবরের সাম্রাজ্যের নিষ্ঠাবান ও বিশ্বস্ত 
কর্মকর্তাবৃন্দ, দরবারের ইতিহাস লেখক এবং সেই যুগের নিরপেক্ষ ইতিহাসিক 
বিবরণ ও সাক্ষ্য এর সমর্থনে পেশ করব। মুস্তাখাবুন্ত-তাওয়ারীখ-এর নিম্নোক্ত 
_বিবরণসমূহ দেখুন 8 _ | 
>. আকবরের শাসনামলের দ্বিতীয় পর্যায় সম্পর্কে মোল্লা আবদুল কাদির বদায়ুনীর বর্ণিত বিবরণ 
ও সাক্ষ্যকে তার ধর্মীয় পক্ষপাতিত্ব এবং আকবরের সঙ্গে ব্যক্তিগত শত্রুতা ও বিরোধিতা 
হিসেবে চিত্রিত করে তীর 'মুস্তাখাবুত-তাওয়ারীখ' নামক গ্রন্থটিকে ক্ষতযুক্ত ও 
অনির্ভরযোগ্য প্রমাণ করবার জন্য বিগত বছরগুলো থেকে যে অভিযান শুরু হয়েছে ভার 
কোন সুনির্দিষ্ট তাত্বিক ভিত্তি ও এঁতিহাসিক প্রমাণ নেই। এই অভিযোগের ভিত্তিও কেবল 
আবেগনির্ভর এবং সম্রাট আকবরের মর্যাদা রক্ষা ও তাকে সব ধরনের অভিযোগ থেকে মুক্ত 
করার প্রেরণা (যা বিশেষ শিক্ষা, প্রশিক্ষণ, যুগ ও পরিবেশের ফল এবং একটি উদ্দেশ্যের 
অধীনে ইতিহাস চর্চার প্রভাব-প্রতিক্রিয়া), কুধারণা পোষণ ও Nev দৃষ্টিভজিপ্রসূৃত । 
কেউ যদি খোলা মন নিয়ে মুস্তাখাবু'ত-তাওয়ারীখ অধ্যয়ন করেন তবে তিনি লেখকের নিষ্ঠা 
ও সততা, হৃদয়ের সবটুকু দরদ ও বেদনা এবং নিভীঁকভাবে সত্য কথা বলার সৎ সাহসের 
স্বীকার না করে পারবেন না। যিনি ব্যাপকভাবে ইতিহাস গ্রন্থ অধ্যয়ন করেছেন তার মধ্যেই 
ইতিহাস ও রূপকথার মধ্যে পার্থক্য নিরূপণ, গ্রন্থকার ও তীর গ্রন্থের মান অনুধাবনের 
যোগ্যতা পয়দা হয়ে যায় এবং তিনি স্বয়ং পোদ্দারের মত আসল ও নকলের পার্থক্য বুঝতে 
পারেন। 
এলিট 'যুদ্তাখাবু'ত-তাওয়ারীখ’ পর্যালোচনা করতে গিয়ে লিখেন যে, ঘটনার বিবরণ 
দানকারী হিসাবে এমন খুব কম লেখকই আছেন যিনি বদাযুনীর মত নিজের আবেগের 
“প্রকাশ ঘটাতে চান, বিশেষত যিনি শাহী কর্ণের পক্ষে বিস্বাদ ও অমনোরম এবং যিনি স্বীয় 
ভ্রান্তি ও পদশ্বলন এত খোলাখুলি ও বেপরোয়াভাবে বলতে পারেন (এলিট, ৫ম খণ্ড,৪৮০ 
টি 


আকবরের শাসনামল এবং তাঁর পরস্পর বিরোধী শাসনকাল ৪৫ 


“শাহ্যাদা সলীমের জনালাভে শুকরিয়া জ্ঞাপনের উদ্দেশ্যে সম্রাট পায়ে হেঁটে 
আজমীর সফর করেন, প্রত্যাবর্তনের পথে দিন্নীতে ছাউনি ফেলেন এবং দিল্লীর 
আওলিয়ায়ে কেরামের মাযারসমূহ যিয়ারত করেন।”১ 

“আজুদহন গিয়ে হযরত শায়খুল মাশায়েখ ফরীদ উদ্দীন গঞ্জেশকরের মাযার 
যিয়ারত করেন এবং মীর্যা মুকীম ইসফাহানীকে মীর ইয়াকুব কাশমীরীর সাথে 
রাফিযী [হযরত আলী রো)-র বিরোধী] হবার অভিযোগে শাস্তি দেন।”২ 

“শা'বান-এর প্রথম দিকে সম্রাট আজমীর সফর করেন। সাত ক্রোশ দুর 
থেকে খালি পায়ে হেটে মাযারে উপস্থিত হন। নাকাড়া বাদ্য সহযোগে অনুষ্ঠান, 
আন্লাহওয়ালা, “উলামা ও সালিহ বান্দাদের সাহচর্ষে অবস্থান করেন এবং “দামা'র 
মহফিল সরগরম থাকে ।”৩ 

“ইবাদতখানায় “ইয়া হু” এবং “ইয়া হাদী”্র যিকরে মগ্ন থাকতেন” (৯৮০ 
হিজরীতে ইবাদতখানার তিন ইমারত নির্মাণের বিস্তৃত বিবরণ) 18 

“ইবাদতখানায় প্রতি জুমু'আর রাত্রে সৈয়দ ও মাশায়েখ,আলিম-“উলামা ও 
আমীর-উমারা ডেকে পাঠানো হত। সম্রাট স্বয়ং একটি মজলিসে যোগ দিতেন 
এবং মসলা-মাসাইলের আলোচনা করতেন ।” 

“এযুগেই কাষী জালাল এবং অপরাপর “আলিমদেরকে নির্দেশ দেওয়া হয় 
তারা যেন কুরআন পাকের তফসীর বয়ান করেন।”৫ 

“৯৮৬ হিজরীর ঘটনা বর্ণনায় ফতেহপুর সিক্রীতে ইবাদতখানায় উলামায়ে 
কিরাম ও মাশায়েখে ইজামের সাহচর্ষে জুমু'আর রাত্রে শবে বেদারী (রাত্রি 
জাগরণপূর্বক ইবাদত-বন্দেগী)-র আলোচনা দেখতে পাওয়া যায়।” 

“যখন খান যামান সম্রাট আকবরের বিরুদ্ধে বিদ্রোহ করেন তখন তার 
মুকাবিলায় বহির্গত হবার পূর্বে সম্রাট দু'আ লাভের উদ্দেশ্যে দিল্লীর সমস্ত আও- 
লিয়ায়ে কিরামের মাযারে হাযিরা দেন।”৬ 
অতিক্রম করবার সময় ফুলাদ নামক জনৈক ব্যক্তি শেরফুদ্দীন হুসায়ন-এর 
ইঙ্গিতে) সম্বাটকে হত্যার উদ্দেশ্যে তীর নিক্ষেপ করে। সম্রাট সামান্য আহত হন 
১, মু. তা. ২য় খণ্ড, ১২৩ পৃ. ৷ 
২. এ, ১২৪ পৃ. । 

৩. এ, ১৮৫ পৃ. । 
৪. এ, ২০০ পৃ. । 
৫, এ, হেয় খণ্ড) ২১১ পৃ. । 
৬. ও, ২৫২পৃ.। 


৪৬ হযরত মুজাদ্দিদ আলফেছানী (র) 


এবং কয়েকদিনের চিকিৎসায় তিনি সুস্থ হয়ে ওঠেন। এই অতর্কিত হামলায় 
বেঁচে যাওয়াকে তিনি “আল্লাহর পক্ষ থেকে সতর্ক সংকেত এবং দিল্লীর হযরত 
পীরান পীরদের কারামত হিসাবে গণ্য করেন।”১ 

“একবার আজমীর যাবার পথে সেযুগের মশহুর বুযুর্গ শায়খ নিজাম 
নারনুলীর, খাঁর যুহ্দ ও তাকওয়ার খ্যাতি দূর-দূরান্তে ছড়িয়ে পড়েছিল, খেদমতে 
হাযির হন।”২ 

“৯৮০ হিজরীতে আজমীরে সায়্যিদ হুসায়ন খাঙ্গ সওয়ারের মাযারে এবং 
ভক্তিসহকারে হাযির হয়ে ফাতিহা পাঠ করেন ।”৩ 

“শায়খ সলীম চিশতীর সঙ্গে সম্রাটের গভীর শ্রদ্ধার সম্পর্ক ছিল। তার 
রওযা অত্যন্ত যত্নের সঙ্গে নির্মাণ করান এবং তীর প্রতি ভক্তি ও ভালবাসাবশত 
সম্রাজ্যের ভাবী উত্তরাধিকারী (জাহাঙ্গীর)-এর নাম রাখেন সলীম । কথিত আছে 
যে, শায়খ সলীম চিশতীর দু'আর বরকতে শাহযাদা সলীমের জন্ম হয়। সম্রাট 
শাহ্যাদা সলীমের জনের পূর্বে রাণী যোধা বাঈকে শায়খ সলীম চিশতীর মহলে 
পাঠিয়ে দিয়েছিলেন যাতে রাণী তীর তাওয়াজ্জুহ ও দু'আ সার্বক্ষণিকভাবে লাভ 
করতে পারেন ।”৪ 

“ঠিক তেমনি শাহযাদা মুরাদের জন্মও শায়খ-এর ঘরেই হয়েছিল ।”৫ 
অনুষ্ঠানের জন্য সেযুগের মশহুর মুহাদ্দিছ মওলানা মীর কালী হারাবীকে ডেকে 
আনা হয় এবং তিনি সম্রাট ও তীর সভাসদবর্ণের উপস্থিতিতে শাহ্যাদাকে 
বিসমিল্লাহ খানি করান।”৬ 

“লেখাপড়া শেখার উপযুক্ত হতেই শাহ্যাদাকে শায়খ আবদুন নবীর ঘরে 
গিয়ে তার নিকট হাদীসের তা'লীম হাসিলের জন্য নির্দেশ দেওয়া হয় । শাহ্যাদা 
মওলানা জামীর “চল্লিশ হাদীস' (চিহিল হাদীস) তীর নিকট পড়েন।”৭ 
১. মুস্তাখার্ত তাওয়ারীখ, ২৬২ পৃ. । 
২. এ, ২৫২ পৃ. । 
৩. ওঁ, ২৩২ পৃ. । 
৪, এ, ১০৮ পৃ. । 
৫. ও, ১২৩ পৃ. । 
৬, এ. ১৭০ পৃ.) 
৭. এ, ৩০৪ পৃ. । 


আকবরের শাসনামল এবং তাঁর পরস্পর বিরোধী শাসনকাল ৪৭ 


সম্রাট আকবর শায়খ আবদুন নবী (হযরত শায়খ আবদুল কুদ্দুস গঙ্গৃহীর 
দৌহিত্র এবং আকবরের শাসনামলের সদর জাহান)-র প্রতি এতটাই ভক্তি-শ্রদ্ধা 
পোষণ করতেন যে, তিনি অধিকাংশ সময় তীর ঘরে গিয়ে তার দরসে যোগদান 
করতেন । দু'-একবার তীর জুতাও সোজা করেছেন ।”১ 
এবং মোল্লা আবদুল কাদির-এর হাতে তার খেদমতে পাঠিয়েছেন এবং বলেছেন 
যে, আপনার জন্যই এটা শাহী কারখানায় তৈরী হয়েছে।”২ 

“এ আমলের মশহুর শাত্তারী শায়খ মুহাম্মদ গওছ গোয়ালির়ারীর ভরণ- 
পোষণের জন্য এক কোটি মুদ্রা মূল্যের বার্ষিক রাজস্কের জায়গীর নির্দিষ্ট করেন। 
তার ইনতিকালের পর তৎপুত্র শায়খ যিয়াউল্লাহ্র সঙ্গেও তিনি একইরূপ 
বিনগ্মিশ্রিত শ্রদ্ধার সম্পর্ক বজায় রাখেন ।”৩ 

“বুযুৰ্গদের সঙ্গে এ ধরনের ভক্তি-শ্রদ্ধাপূর্ণ সম্পর্কে রক্ষা করে চলার এই 
এঁতিহ্য আকবর উত্তরাধিকার সুত্রে লাভ করেছিলেন । তার তৈমূরীয় পূর্বপুরুষ 
খাজা নাসিরুদ্দীন উবায়দুল্লাহ আহরার-এর প্রতি ভক্তি ও শ্রদ্ধা পোষণ করতেন। 
বাবর (প্রথম মুগল সম্রাট)-এর পিতামহ সুলতান আবু সাঈদ পায়ে হেটে তার 
খেদমতে গমন করতেন এবং তার পরামর্শ ব্যতিরেকে তিনি কোন কাজই 
করতেন না। বাবরের পিতা ওমর শেখ মির্যারও খাজা সাহেবের সঙ্গে ভক্তিপূর্ণ 
সম্পর্ক ছিল। স্বয়ং বাবর তার আত্মজীবনীতে অত্যন্ত সসন্মানে তার আলোচনা 
করেছেন। আকবরের বংশের নারী ও বেগমদের বৈবাহিক সম্পর্ক নক্শবান্দিয়া 
খান্দানের সঙ্গে হয়৷ হযরত খাজা উবায়দুল্লাহ আহরারের বংশের একজন বুযুর্গ 
খাজা ইয়াহইয়া ভারতবর্ষে আগমন করলে সম্রাট আকবর তাকে বিপুলভাবে 
প্রতিনিধি দলের আমীর নিযুক্ত করে মক্কা মুকারামায় পাঠান। প্রত্যাবর্তনের পর 
তাকে স্থায়ীভাবে আগ্রায় বসবাসের ব্যবস্থা করেন ।”৪ 

“আকবর সপ্তার সাত দিনের জন্যই সাত জন ইমাম নিযুক্ত করে 
রেখেছিলেন খারা পালাক্রমে নির্ধারিত দিনে নামাযের ইমামতি করতেন । বুধবার 
দিনের ইমামতির দায়িত্ব ন্যস্ত ছিল মোল্লা আবদুল কাদির বদায়ুনীর উপর ।”৫ 
১, সুভ্তাখারুত-ভাওয়ারীখ, ২৩৭ পৃ. - 
২. এ. ২০২ পৃ. 
৩. এ, তয় খণ্ড, ১০০ পৃ. । 
8. 3. ২৫১ পৃ.। 
৫. এ, ২০৪ পৃ. 


৪৮ হযরত মুজাদ্দিদ আলফেছানী রে) 

“প্রতি বছর এক বিরাট সংখ্যক মানুষকে সরকারী খরচে হজ্জে পাঠ্রাতেন।' 
আমীরু'ল-হাজ্জের হাতে মক্কার শরীফের জন্য তোহফা এবং হারাম এলাকার 
অধিবাসীদের জন্য নগদ অর্থ ও দ্রব্যসামগ্রী পাঠাতেন।”১ “হজ্জ কাফেলা রওয়ানা 
হবার দিন হাজীদের মত ইহরাম বেঁধে মাথার চুল কিছুটা ছেটে কেটে তকবীর 
বলতে বলতে খালি মাথায় ও নগ্ন্পদে বহুদূর অবধি তাদেরকে বিদায় জানাতে 
গমন করতেন। এই দৃশ্যে এক শোরগোল সৃষ্টি হত এবং লোকের চোখ অশ্রু- 
সজল হয়ে উঠত ৷”২ 

শাহ আবু তুরাব যখন হেজায থেকে ভারতবর্ষে কদম রসূল [রসূল (সা)-এর 
পবিত্র পদ-চিহ্ন নিয়ে আসলেন এবং আগ্রার কাছাকাছি পৌছুলেন তখন সম্রাট 
তীর অমাত্যবর্গ ও একদল আলিম-“উলামা সমতিব্যাহারে শহর থেকে চার ক্রোশ 
বাইরে গিয়ে তাকে অভ্যর্থনা জানান ।৩ 

পরিশেষে আমরা তীর দীনদারীর সাক্ষ্য মুগল শাসনামলের খ্যাতনামা 
এতিহাসিক মীর আবদুর রাষযাক খাফী খান, যিনি সামসামুদ্দোলা শাহনওয়ায 
খান নামে পরিচিত (১১১১-১১৭১ হি.),-এর বিখ্যাত গ্রন্থ “মাআছিরু'ল- 
উনমারা'য় লিখিত নিম্নোক্ত বিবরণের উপর সমাপ্ত করছি । তিনি লিখছেন £ 


০৩১০ HIB Al এ ৪৪০ এ গনী ০০ উড অর 3 HI 
শট এপ Gi এ ১০০০৪ SAS a 013] ২৬৯৩ ২৪০১৪ Fi lS 
| এট ভে EU এলি 
“সম্রাট আকবর শরীয়তের বিধি-বিধান, সৎকাজে আদেশ এবং অসৎ কাজ 
থেকে নিষেধ-এর ক্ষেত্রে খুবই চেষ্টা চালাতেন। স্বয়ং আযান দিতেন এবং 
ইমামতি করতেন। এমনকি ছওয়াবের নিয়তে মসজিদ ঝাড়ও দিতেন ।”৪ 


আকবরের মেযাজে পরিবর্তন এবং তার শাসনামলের দ্বিতীয় যুগ’ 

সম্রাট আকবরের দীনদারী ও ধর্মগ্রীতির যে উদাহরণ উপরে দেওয়া হল 
পাঠক এর থেকে পরিমাপ করতে পারবেন যে, তা ছিল এমন এক ধরনের 
ভাসাভাসা ধরনের ধর্মবোধ যার বুনিয়াদ দীনের সহীহ সমঝ বা যথার্থ উপলব্ধি, 


১. মুস্তাখারুত-তাওয়ারীখ.২৫১ পৃ. । 

২. প্রাগুক্ত, ২৩৯ । 

৩. মাআছিরু'ল-উমারা, ২য় খণ্ড, ৫৬১ পৃ. । 

৪. বলা হয় যে, জাহাঙ্গীর তার জীবনীতে সম্রাট আকবরের ইনতিকালের যে বিবরণ রেখে 
(পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য) 


আকবরের শাসনামল এবং তাঁর পরস্পর বিরোধী শীসনকাল ৪৯ 


কুরআন-সুন্নাহ সম্পর্কে অবহিতি এবং সরাসরি ইলম ও অধ্যয়নের উপর ছিল না । 
বিজ্ঞ আলিমদের তা'লীম এবং সহীহ দীনী সুহবত ও তরবিয়ত তথা সঠিক ধর্মীয় 
সাহচর্য ও প্রশিক্ষণ থেকে উপকৃত হবার পরিবর্তে যুগের রুচি, সিপাহীসুলভ . 
মেযাজ এবং মধ্য এশিয়ার ধর্ম সম্পর্কে অনবহিত আমীর-উমারা ও 
ক্ষমতাধিকারীদের অনুসরণ ও অনুকরণ এবং তা সুধারণা নয় বরং দুর্বল 
‘আকীদা-বিশ্বাসের উপর স্থাপিত ছিল। আর এই দীনদারীর প্রধান অঙ্গসমূহ ছিল 
মাযারে হাযিরা দেওয়া, ক্রোশের পর ক্রোশ পায়ে হেটে মাযারে যাওয়া, 
সেখানকার গদ্দীনশীন-এর সঙ্গে (যারা অধিকাংশই হত “ইল্ম বর্জিত মূর্খ, 
পূর্বপুরুষের গুণাবলী ও কামালিয়াত থেকে সহস্‌ যোজন দূর এবং বিশুদ্ধ 
রহানিয়াত ও আধ্যাত্মিকতা শূন্য) স্বীয় বিনয়-ন্গ্রতা ও আত্মোৎসর্গের প্রকাশ, 
খানকাহ্‌র ঝাড়-মোছ, যিক্র ও সামা মাহফিলে যোগদান, দরবারী ও সরকারী 
“আলিম-উলামা” ও শায়খদের প্রতি ভক্তি-শরদ্ধা প্রদর্শন । আকবরের জীবনী থেকে 
পূর্বেই আমরা জেনে গেছি যে, তিনি একেবারেই নিরক্ষর ছিলেন ২ তারমুরী 
বংশের মেযাজের ভেতর সাধারণভাবে সীমাতিরিক্ততা, চরম পন্থাপ্রিয়তা ও 
মাত্রাতিরিক্ত সুধারণা অনুপ্রবিষ্ট ছিল । হুমায়ুন সম্পর্কে ইতিহাসে পাওয়া যায় যে, 


পরিশ্রমের ক্ষেত্রে, যুদ্ধের ময়দানে, কষ্টসহিষ্কুতায় ও প্রতিকূল পরিস্থিতি ' 

মুকাবিলায় তাকে মনে হত তিনি রক্ত-মাংসের মানুষ নন, বরং ইস্পাতে গঠিত। 

তিনি মানুষ নন, জিন্ন। কিন্তু তিনি যখন আরাম কিংবা বিশ্রামে যেতেন অমনি 

(পূর্ববর্তী পৃষ্ঠার পর) গেছেন তা থেকে জানা যায় যে, তিনি তীর ভুল বুঝতে পেরেছিলেন এবং 
কলেমায়ে শাহাদত পাঠ করে তিনি প্রাণত্যাগ করেন । সেসময় তীর নিকট সুরা ইয়াসীন ও 
দু'আ পড়া হচ্ছিল। এ ব্যাপারে আমরা কোন আলোচনা করতে চাইনা, আল্লাহ তার সঙ্গে 
কি আচরণ করেছেন এবং তিনি কোন্‌ অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিলেন । আমরা তার 
গৃহীত পদক্ষেপ ও কর্মকাণ্ড সম্পর্কে আলোচনা করতে আগ্রহী যা তিনি নতুন ধর্ম ও আইন 
জারী করতে গিয়ে করেছিলেন এবং ইসলাম ও মুসলমানদের উপর তা কি কুফল বয়ে 
এনেছিল । 

১. আকবরের চার বছর চারমাস চার দিন বয়সে প্রথা মাফিক মকতবে পাঠাবার অনুষ্ঠান 
অনুষ্ঠিত হয় এবং মোল্লাষাদা 'ইসামুদ্দীন ইবরাহীম তার গৃহ শিক্ষক নিযুক্ত হন। কিছু 
দিনের মধ্যেই তিনি টের পান আকবরের লেখাপড়ার প্রতি বিন্দুমাত্র আগ্রহ নেই। একে 
শিক্ষকের ব্যর্থতা ও অমনোযোগিতা হিসাবে ধরা হয় এবং শিক্ষক হিসেবে মোল্লাযাদার 
পরিবর্তে মওলানা বায়েষীদ নিযুক্ত হন। কিন্তু তাতেও কোন ফল হল না। শেষে সম্রাট 
মওলানা বদায়ুনীকে নির্বাচিত করেন। কিন্তু এতেও শাহ্যাদার মন-মানসিকতা লেখাপুড়ার 
প্রতি আকৃষ্ট হল না । রাজনৈতিক অবস্থা এবং এর ফলে সৃষ্ট প্রতিদিনের স্থান পরিবর্তনে 
পরিস্থিতি অপরিবর্তিত থাকে৷ আকবরের লেখাপড়া শেখার প্রয়াস নিষ্ফল হয় এবং তিনি 
নিরক্ষরই থেকে যান। সংক্ষিপ্ত-তাওয়ারীখ আহদে আকবরী । 


1 =8 


৫০ হযরত মুজাদ্দিদ আলফেছানী (র) 


সব ভুলে যেতেন। তখন বোঝাই যেত না তিনি যুদ্ধক্ষেত্রের একজন অকুতোভয় 
সিপাহী । তদীয় পৌন্র জাহাঙ্গীরের মধ্যেও এই বৈপরিত্য ও ভারসাম্যহীনতা 
দৃষ্টিগোচর হবে । 

অতঃপর একথা বিস্মৃত হওয়াও ঠিক হবে না যে, যেই প্রতিকূল ও 
অস্বাভাবিক অবস্থার ভেতর দিয়ে তার শৈশব ও কৈশোর অতিবাহিত হয়েছিল, 
পিতৃব্যদের যেই মনুষ্যত্হীনতা, হৃদয়হীনতা ও ভীরুতা তিনি প্রত্যক্ষ করেছিলেন 
এবং যে তিক্ত বরং বিষাক্ত ঢোক তিনি তার পিতার পরাজয় ও ইরান সফরকালে 
গিলে ছিলেন, অতঃপর বৈরাম খানের সাথে যা কিছু ঘটেছিল এ সবই তার 
তবিয়তে মানবীয় প্রকৃতির দিক থেকে বদগুমানী, বড় থেকে বড় এবং ভাল 
থেকে ভাল লোকের আন্তরিকতা, নিষ্ঠা ও বিশ্বস্ততা সম্পর্কে সন্দেহ ও সংশয় 
এবং মেযাজে এক ধরনের তিরিক্ষি (452) ভাব সৃষ্টি করে দিয়েছিল। 


বিভিন্ন ধর্মের মাঝে তুলনা ও গবেষণা, বিতর্ক সভা এবং এর প্রভাব- 
প্রতিক্রিয়া 

এই অবস্থার সংস্কার ও সংশোধন, এ সব দুর্বলতার উপর তার জয়লাভ করা 
এবং তাকে ইসলামের সঙ্গে সম্পর্কিত করে তোলা ও ধর্মের সঙ্গে সম্পৃক্ত রাখা 
বরং বহু মুসলিম সুলতানের মতই (যাদের মধ্যে কতক তার বংশেই জন্ম 
হয়েছে) দীনের সমর্থক ও মদদগার বানিয়ে রাখবার জন্য উপযোগী সুরত এই 
হতে পারত যে, সম্রাট আকবর এই বাস্তব সত্য স্বীকারপূর্বক যে, তিনি 
অক্ষরজ্ঞানহীন অশিক্ষিত, (আর এটা এমনই এক দুর্বলতা যে, সম্রাট বাবর 
থেকে বাহাদুর শাহ্‌ পর্যন্ত মোগল সাম্রাজ্যের আর কোন সম্ত্রাটকেই এমনটি 
পাওয়া যায় না) সাম্রাজ্য জয়ের অভিযান এবং রাজ্যের বিস্তৃতির দিকে পূর্ণ 
মনোনিবেশ করতেন যার অসাধারণ যোগ্যতা ও খোদাপ্রদত্ত প্রতিভা তার ভেতর 
ছিল এবং ধর্মীয় বিষয়াদিতে তিনি হস্তক্ষেপ না করতেন; বরং একজন সহজ সরল 
ও সাদাসিধে মুসলমান ও সৈনিকের মতই ধর্মীয় ব্যাপারগুলোকে “আলিম- 
‘উলামা’ এবং সাম্রাজ্যের জ্ঞানী-গুণী অমাত্যবর্ণের হাতে সোপর্দ করতেন, বাবর 
ও হুমায়ুন (শিক্ষিত এবং সাহিত্যিক কুচি থাকা সত্ত্বেও) যেমনটি করেছিলেন, 
বিশেষত নাযুক “আকীদাগত ও কালামশাস্ত্রীয় মসলাগুলো, নানা ধর্মের 
প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দিতা এবং অদৃশ্য তথা গায়বী লোকের সূক্মাতিসূক্ম 
. বিষয়সমুহকে গবেষণা ও বিশ্লেষণের ময়দানে টেনে না আনতেন যেখানে 
সামান্যতম ভূর, কিংবা অসতর্কতায় মানুষ কুফর ও ধর্মদ্ৰোহিতার সীমায় প্রবেশ 


আকবরের শাসনামল এবং তাঁর পরস্পর বিরোধী শাসনকাল ৫১ 


করে এবং দীন ও ঈমানের পুঁজি খুঁইয়ে বসে, যার ক, খ জ্ঞান তথা প্রাথমিক 
ধারণা সম্পর্কেও আকবর স্রেফ অজ্ঞ ছিলেন, যা রাজনৈতিক স্বার্থ এবং এমন 
একজন সম্রাটের স্বার্থেরও পরিপন্থি ছিল, যিনি চারশ’ বছরের মুসলিম সাম্রাজ্য 
থেকে রাজ্যের দায়িতৃভার গ্রহণ করেছিলেন । এই রূপ নাযুক আকীদাগত ও 
কালাম শাস্ত্রীয় মসলার ক্ষেত্রে হস্তক্ষেপ করা এবং এ ক্ষেত্রে সাম্রাজ্যের প্রভাব- 
. প্রতিপত্তি ব্যবহারের মত ভুল খলীফা মামুনুর রশীদ (১৭০ হি.-২১৮) -এর মত 
একজন বিজ্ঞ “আলিম ও ক্ষণজন্মা খলীফার পক্ষেও আনুকুল্য বয়ে আনে নি এবং 
তিনি এ থেকে কোন সুফলও লাভ করতে পারেন নি।১ 

কিন্তু আকবর পেয়েছিলেন অস্থির প্রকৃতি এবং সন্দেহপ্রবণ মস্তিষ্ক । এ দিকে 
অনুপম সৌভাগ্য এবং অব্যাহত সাফল্য ও বিজয় তাকে তাঁর নিজের সম্পর্কে 
কতকটা আত্মতুষ্টি ও আত্মপ্রতারণার শিকারে পরিণত করে দিয়েছিল। তিনি 
ভাবতে শুরু করেছিলেন যে, তিনি যেভাবে রাজনৈতিক সমস্যা ও জটিলতার গ্রন্থি 
.উন্মোচন এবং রাষ্ট্রীয় সংকটের সমাধান করে থাকেন ঠিক সেভাবে ধর্ম ও ধর্মীয় 
আকীদা-বিশ্বাসের কণ্টকপূর্ণ উপত্যকাও অত্যন্ত সফলতার সঙ্গে অতিক্রম করতে 
পারেন। 

অপরদিকে দরবারের কতিপয় ধূর্ত অমাত্য কিছুটা নিজেদের মেধাগত শ্রেষ্ঠত্ব 
জাহির করবার জন্য এবং কিছুটা সম্রাটের খেলোয়াড়োচিত স্বভাব ও মজলিসের 
রৌনক বৃদ্ধির নিমিত্ত মোরগ,মেষ,যাড় ও হাতীর লড়াই যো প্রাচ্যের সুলতান ও 
আমীর-উমারার প্রাচীন ক্রীড়া-কৌতুক ছিল)-এর পরিবর্তে বিভিন্ন ধর্ম ও ফেব্কার 
আলিমদের দঙ্গল কায়েম করেন এবং নাম দেন ধর্মীয় গবেষণা ও জ্ঞান-বিজ্ঞানের 
. আলোচনা । এ এক নিরেট ও বাস্তব সত্য যে, (আর ধর্ম ও চিন্তার ইতিহাসে এর 
শতবার অভিজ্ঞতা হয়েছে) যে, যদি এসব বিতর্ক অনুষ্ঠান, আলিম-উলামা ও 
বিভিন্ন ধর্মের প্রবক্তাদের কথার তুবড়ী ও কচকচানীর শ্রোতা যদি গভীর ও বিস্তৃত 
জ্ঞান এবং সুক্ষ্ম মস্তিষ্কের অধিকারী না হন,এর চেয়ে বড় কথা এই যে, আল্লাহ্‌র 
তওফীক যদি তার সহগামী না হয় তাহলে তার পক্ষে সন্দেহ ও সংশয়, অজ্ঞতা 
ও জাহিলিয়াতের বিজন উপত্যকায় পথ হারানো কিংবা ধর্মদ্রোহিতা ও কুফরীর 
গভীর আবর্তে নিক্ষিপ্ত হওয়া আদৌ অস্বাভাবিক নয়। 
অধিকতর বিশ্বস্ত হতে পারে না। তিনি তাঁর আত্মজীবনীতে লিখেছেন ঃ 


১. কিনি দল হাদী নর সবি ১ম খণ্ড, খালৃক-ই কুরআন- 
এর ফেতনা । 


৫২ হযরত মুজাদ্দিদ আলফেছানী (র) 

“ওয়ালেদ মাজেদ প্রতিটি ধর্ম ও মযহাবের জ্ঞানী-গুণী ও মনীষীদের সাথে 
দেখা-সাক্ষাত করতেন, বিশেষত ভারতীয় মনীষী ও পণ্ডিতদের সঙ্গে। তিনি 
নিরক্ষর হওয়া সত্বেও এসব বৈঠকের আধিক্যের দরুন “আলিম-ফাধিলদের সাথে 
কথাবার্তায় কেউ তীর নিরক্ষরতা ও লেখাপড়া না জানা সম্পর্কে জানতে পারত 
না। গদ্য ও পদ্যের সুক্মাতিসূক্ষ্ম বিষয়সমূহ এত ভাল বুঝতেন যার চেয়ে বেশী 
সম্ভব নয়।”১ 

,ইসলাম,হিন্দু ধর্ম এবং ভারতবর্ষের অপরাপর ধর্ম ও ফের্কাগুলোর প্রতিনিধি 
ও প্রবক্তাদের উপরই এ ব্যাপার সীমাবদ্ধ রাখা হয়নি, বরং এর জের ফিরিঙগীদের 
পর্যন্ত গিয়ে পৌঁছে। স্বয়ং আবুল ফযল লিখছেন যে, দরবারের পক্ষ থেকে 
তওরীত, ইনজীল ও যবুরের তরজমা এবং এ সবের সারমর্ম সম্রাট অবধি 
পৌছুবার ব্যবস্থা করা হয় এবং এজন্য দরবারের একজন অমাত্য সায়্যিদ 
মুজাফফরকে নিযুক্ত করা হয়। কতিপয় খ্রিষ্টান শাসককে পত্র প্রেরণ করা হয়ঃ 

“আমরা অবসর সময়ে সকল ধর্মের জ্ঞানী-গুণীদের সঙ্গে মিলিত হই এবং 
তাদের পবিত্র বাণী ও উন্নত চিন্তাধারা থেকে উপকৃত হই। ভাষার অপরিচিতি 
প্রতিবন্ধকতা সৃষ্টি করে। সেজন্য এমন কাউকে পাঠিয়ে আমাদেরকে আনন্দ দান 
করবেন যিনি এ সমস্ত উচ্চ ভাব ও মর্ম উন্নত ভাষার মাধ্যমে মনে গেঁথে দিতে 
পারেন। সম্রাট শুনতে পেয়েছেন যে, আসমানী গ্রন্থ তওরীত, যবুর, ইনজীল-এর 
তরজমা আরবী-ফার্সী ভাষায় হয়েছে। তরজমাকৃত এ সব গ্রন্থ যদি এ দেশে 
থাকে তবে সর্বসাধারণের উপকারার্থে সেগুলো পাঠিয়ে দেবেন। ভালবাসা ও 
শ্রীতিবন্ধনের নবায়ন এবং এঁক্যের বুনিয়াদ মজবৃতকরণের ধারণায় জনাব সায়্যিদ 
মুজাফফরকে (যিনি আমাদের অবদানধন্য) এ সব তরজমার কয়েকটি নুসখা 
(কপি)-র জন্য পাঠানো হল। তিনি আপনাদের সাথে খোলাখুলি কথা বলবেন। 
আপনি তার উপর আস্থা রাখবেন এবং বরাবর চিঠিপত্রের মাধ্যমে যোগাযোগ 
রক্ষা করবেন।”২ 

তরজমা ছাড়াও স্বয়ং খ্রিস্টান পাদরীরা দরবারে এসে হাযির হয় এবং তারা 
তাদের ধর্ম সম্রাটের সামনে পেশ করে ব্রিত্বাদ ও খ্রিস্টধর্ম দলীল-প্রমাণ 
সহযোগে প্রমাণিত করতে চেষ্টা চালায়। মোল্লা বদায়ুনী লিখেন ঃ 

“দরবারে ফিরিঙ্গী মুলুকের সাধু পণ্ডিতদেরও একটি দল ছিল। এদেরকে 
পাদরী বলা হয়। তাদের বড় মুজতাহিদের নাম পাপা (পোপ)। তারা ইনজীল . 
১. তুযুক-ই জাহাঙ্গীরী, ২৫ পৃ. । 
২. ইন্শা-ই আবুল ফষল৮৯ পৃ. । 


আকবরের শাসনামল এবং তাঁর পরস্পর বিরোধী শাসনকাল ৫৩ 


-.পেশ করে এবং ব্রিতৃবাদ সম্পর্কে দলীল-প্রমাণ পেশ করত খরিস্টবাদকে সত্য ধর্ম 
হিসাবে প্রমাণ করে ।”১ 
বিতর্ক সভার পুরনো অভিজ্ঞতা এই যে, কোন ধর্মের সত্যতা ও তার 
শ্রে্ঠত্রে সপক্ষে ফয়সালা করার জন্য সর্বদা দলীল-প্রমাণের শক্তি এবং জ্ঞানগত 
প্রমাণই যথেষ্ট ও চূড়ান্ত হয় না। এর অনেকটাই নির্ভর করে সেই ধর্মের প্রবক্তা 
ও প্রতিনিধিবৃন্দের সুতীক্ষু বাগিতা ও বাকশক্তির উপর এমনও দেখা যায় যে, 
একটি কমযোর ধর্মের প্রতিনিধি অধিক বাক-সক্ষম বা বাকপটু, মিষ্টভাষী, মানব 
প্রকৃতি সম্পর্কে অবহিত এবং সুযোগ-সন্ধানী হয়েছে। ফলে তারা শ্রোতাদেরকে 
প্রভাবিত ও ভক্তে পরিণত করে ফেলেছে। অপর পক্ষে একটি সত্য সঠিক ধর্মের 
মুখপাত্র (কোন কারণবশত) এ সব বৈশিষ্ট্য থেকে মুক্ত এবং এসব বাক-অন্্শূন্য 
হয়েছে আর এসব ক্রুটির কারণে প্রতিযোগিতায় সে হেরে গেছে। এতে খুবই 
সন্দেহ রয়েছে যে, সম্রাট আকবরের দরবারে ইসলামের প্রতিনিধি ও মুখপাত্র 
হিসাবে ভূমিকা পালন করার মত্‌ যে সব আলিম ছিলেন তাদেরকে এসব বিজ্ঞ ও 
চতুর ফিরিঙগীদের মুকাবিলায় দীড় করিয়ে দেওয়া হত, তওরীত, ইনজীল ও 
খ্রিষ্টধর্ম সম্পর্কে যাদের পড়াশোনা এবং এবং সেসবের দুর্বলতা সম্পর্কে 
জানাশোনা এবং ইসলামকে যুক্তির সাহায্যে ও কার্যকরভাবে পেশ করার যোগ্যতা 
এমত পরিমাণের ছিল না যদ্বারা তারা এসবকে এ সব পাশ্চাত্য পণ্ডিতদের 
মুখোমুখি দীড় করাতে পারেন এবং ইসলামের মুখপাত্রের হক আদায় করতে 
পারেন। এ থেকে অনুমান করা কঠিন নয় যে, সম্রাটের মনে এসব বিদেশী 
খ্রিষ্টান পণ্ডিতদের যৌক্তিক ও কার্যকর শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত হয়ে যার এবং মুসলিম 
আলিমগণ (যারা এ ময়দানের মর্দে মুজাহিদ ছিলেন না) তীর দৃষ্টি পথ থেকে 
নিম্নে পতিত হন। 
এর ফল যা হবার তাই হল! মোল্লা আবদুল কাদির লিখেছেন ৪ 
“বিদআতী ও কল্পনাবিলাসী প্রবৃত্তি পূজকরা তাদের ভ্রান্ত মতবাদ ও অধুলক 
সন্দেহ-সংশয়ের কারণে খাত থেকে বেরিয়ে আসল এবং বাতিলকে হকের সুরতে 
এবং ভুল-ভ্রান্তিকে সহীহ-গুদ্ধ আবরণে পেশ করতে লাগল। সত্যপিয়াসী 
প্রতিভাবান সম্রাটকে, যিনি নিজে একেবারেই অক্ষর-জ্ঞানহীন ছিলেন, কাফিরদের 
অন্তরঙ্গতা আরও সন্দেহের আবর্তে নিক্ষিপ্ত করল এবং তীর বিশ্মর়ের মাত্রা আরও 
বাড়িয়ে দিল। ফলে আসল উদ্দেশ্য হল পণ্ড, সম্রাটের উপর থেকে শরীয়তের 


১. সুস্তাখারু'ত-তাওয়ারীখ, ২য় খণ্ড, ২৬০ পৃ. 


৫৪ হযরত মুজাদ্দিদ আলফেছানী (র) 

বাধন গেল টুটে । অবস্থা এতদূর গিয়ে গড়াল যে, পীচ-ছ’ বছর পর ইসলামের 
কোন প্রভাবই আর তার মধ্যে অবশিষ্ট রইল না এবং ব্যাপারটা গেল একদম 
পাল্টে ।”১ 


অন্যত্র লিখেছেন ৪ 


“ধর্মের রুকনসমূহের প্রতিটি রুকন এবং ইসলামী আকাইদের প্রতিটি 
আকীদা সম্পর্কে, চাই এর সম্পর্ক উসুল তথা মূলনীতির সাথেই হোক কিং 
এর কোন শাখা-প্রশাখার সাথেই হোক-___যেমন নবুওত ও কালাম শাস্ত্রীয় মসলা, 
দীদারে ইলাহী তথা আল্লাহ্‌র দর্শন, মানুষের মুকাল্লাফ (মানুষ তার কর্মের জন্য 
দায়ী এই মত) হওয়া, বিশ্বজগতের সৃষ্টিকরণ, হাশর-নশর প্রভৃতি সম্পর্কে ঠাট্রা- 
বিদ্রপের সাথে নানা ধরনের সন্দেহ ও সংশয় সৃষ্টি করা হতে লাগল।”২ 


এর উপর আরও যা ঘটল তা এই যে, তফসীর ও ইতিহাসের মত নাযুক 
বিষয় যেখানে আল্লাহ-ভীতিশৃন্য ও ভাসাভাসা জ্ঞানের অধিকারী লোকদের 
মস্তিফজাত বিক্ষিপ্ততা সৃষ্টির বিরাট সুযোগ রয়ে গেছে, এই নিরক্ষর সম্রাটের 
দরবারে হাক্কা ও নিঃশংক পরিবেশে পড়া হতে লাগল। 


মোল্লা আবদুল কাদির বদায়ুনী অন্যত্র লিখেছেন £ 


“এই দিনগুলোতেই কাধী জালাল এবং অপরাপর আলিমদের প্রতি হুকুম হয় 
যে, তারা কুরআন শরীফের তফলীর বয়ান করবেন । স্বয়ং উলামায়ে কিরামের 
মধ্যে এ ব্যাপারে বেশ দ্বন্থ ছিল। রাজা মনঝুলার ভীড় দীপচান্দ বলত যে, যদি 
আল্লাহ তা'আলার নিকট গাভী সম্মানিত বিবেচিত না হত তাহলে কুরআনের 
প্রথম সূরায় তা উল্লিখিত হত না । যখন থেকে ইতিহাস গ্রন্থ পঠিত হতে লাগল 
তখন থেকে সাহাবা-ই কিরাম রো) সম্পর্কে লোকের ভক্তিপূর্ণ বিশ্বাস শিথিল 
হতে লাগল । সম্মুখে গিয়ে নামায, রোযা এবং তামাম ইসলামী শিক্ষামালাকে : 
“অন্ধ অনুকরণ’ নাম দেওয়া হতে লাগল অর্থাৎ এগুলোকে অযৌক্তিক বলা হতে 
লাগল । দীনের ভিত্তি ওয়াহী ইলাহীর পরিবর্তে যুক্তির উপর রাখা হতে লাগল । 
ফিরিঙ্গীদের আনা-গোনাও চলতে থাকল । অনন্তর তাদের কোন কোন ধর্ম- 
বিশ্বাসও গ্রহণ করা হল ।”৩ 


১, মুন্তাখাবু'ত-তাওয়ারীখ, ২য় খণ্ড, ২৫৫ পৃ. ৷ 
২. প্রাগ্তক্ত, ৩০৭ পূ. । 
৩. মুন্তাখাবু'ত-তাওয়ারীখ, ২য় খণ্ড, ২১২ পৃ. । 


আকবরের শাসনামল এবং তাঁর পরস্পর বিরোধী শাসনকাল ৫ 


কর্মকর্তাদের দায়িতৃ 

সমাট আকবরকে ইসলামের সোজা-সরল রাস্তা (সিরাতে মুস্তাকীম)-এর 
উপর কায়েম রাখা এবং তার মেযাজকে ভারসাম্যহীনতা ও ইসলাম থেকে মুখ 
ফিরিয়ে নেবার হাত থেকে বীচাবার ক্ষেত্রে শাহী দরবারের আলিম-উলামা এবং 
সাম্মাজ্যের অমাত্যবর্গ বিরাট মৌলিক ও উপকারী ভূমিকা পালন করতে 
পারতেন। কিন্তু এর জন্য একদিকে এমন সব 'আলিম-উলামার প্রয়োজন ছিল 
যারা দীনের হিকমত ও সমঝ-এর ক্ষেত্রে অনন্যসাধারণ ছিলেন, খীদের দৃষ্টি 
আংশিকের তুলনায় সাম্িকতার প্রতি অধিকতর নিবদ্ধ, উপায়-উপকরণের 
তুলনায় লক্ষ্যের প্রতি অধিকতর নিবেদিত এবং বিভেদ-বিচ্ছিন্রতার তুলনায় 
মিলনের গুরুত্ব ও প্রয়োজনীয়তার দিকে অধিকতর আগ্রহী, খারা উন্নত চারিত্রিক 
গুণে গণাবিত ও স্বার্থলেশহীন, ধারা পদমর্যাদা ও দুনিয়াপ্ীতি থেকে যথাসম্ভব 
দূরে অবস্থান করবেন এবং যাদের একটা পরিমাণে আত্মশুদ্ধি (তাষকিয়ায়ে নফ্‌স, 
আত্মিক পবিত্রতা) লাভ ঘটেছে, যারা এই বিশাল উর্বর শ্যামল মুসলিম 
সাম্রাজ্যের গুরুত্‌ ও মাধুর্য বেশ ভাল রকম উপলব্ধি করতে পারেন যা এই 
অমুসলিম সংখ্যাগরিষ্ঠ জনসমষ্টি (যাদের ভেতর অদ্যাবধি নিজেদের সাম্রাজ্য ও 
ক্ষমতা হারাবার অনুভূতি বিদ্যমান এবং যাদের সহযোগিতা ব্যতিরেকে কোন 
সাম্মাজ্যই কায়েম থাকতে পারে না) দ্বারা বেষ্টিত এবং অনুভব করতে পারেন এও 
যে, তাদেরকে যেই তায়মুরী সাম্রাজ্যের খেদমত ও নেতৃত্বের সোনালী ও 
ধঁতিহাসিক সুযোগ মিলেছে তা এই মুহূর্তে তুকীঁ উছমানী সাম্রাজ্যের পর 
বিস্তৃতি, উপকরণের আধিক্য, জনশক্তি এবং ধর্মীয় প্রেরণার কর্তৃত্ব, মোটের উপর 
সকল দিক দিয়েই দুনিয়ার সর্ববৃহৎ মুসলিম সাম্রাজ্য বিধায় এর হেফাযত করা, 
ইসলামের সঙ্গে এর সম্পর্ক কায়েম রাখা, এর শাসককে এসব নাযুক অবস্থায় 
এই ‘লৌহ-সীসা’ ও এ 'আগুন-তুলা' একত্রে রাখতে সাহায্য করা সময়ের সবচে' 
বড় ইবাদত এবং দেশ ও ধর্মের সবচে’ বড় খেদমত। 


অপরদিকে সাম্রাজ্যের এমন সব অমাত্য ও দরবারী উপদেষ্টা মেলাও 
প্রয়োজন ছিল যারা এই দীন (ইসলাম)-এর উপর [যেই সাম্রাজ্যের ভিত্তি সম্রাট 
বাবর রানা সঙঘের (৯৩৩ হি.) মুকাবিলায় যুদ্ধ ক্ষেত্রে শরীয়ত নিষিদ্ধ সকল বস্তু 
থেকে তওবাহ করে এবং আল্লাহ্‌র বন্দেগী করবার প্রতিজ্ঞায় নতুনভাবে আবদ্ধ 
হয়ে রেখেছিলেনা১ নিজেরাও দৃঢ়ভাবে বিশ্বাসী এবং সম্রাটের ক্ষেত্রেও অনুরূপ 


৫৬ হযরত মুজাদ্দিদ আলফেছানী (র) 
বিশ্বাসী হওয়াকে পসন্দ করেন, যারা সর্বপ্রকার মানসিক বিপর্যয় ও বিশৃংখলা 
থেকে মুক্ত ও নিরাপদ এবং এসব ধ্বংসাত্মক ও ধর্মপ্রোহী আন্দোলন থেকে দূরে 
অবস্থান করেন যা দশম শতাব্দীতে ইরান ও ভারতবর্ষে সৃষ্টি হয়ে গিয়েছিল এবং 
যা ছিল সাম্রাজ্য ও সমাজ দেহের সম্পর্ক দুর্বলকারী, বিশ্বাসগত ও নৈতিক 
নৈরাজ্য বিস্তারকারী, যাদের মধ্যে সাম্রাজ্যের শাসন-শৃঙখলা ও আইন প্রণয়নের 
যোগ্যতার সঙ্গে নৈতিক ও চারিত্রিক সমুন্নতি, ধর্মীয় সংহতি ও দৃঢ়তা এবং ময- 
হাবী পাবন্দীও পাওয়া যায়। 

যদি এ দু'টো উপাদান সম্রাট আকবর এবং তীর সাম্রাজ্য পেয়ে যেত তাহলে 
এতে সন্দেহের কোনই কারণ নেই যে, এই সাম্রাজ্য প্রাচ্যে ইসলামের সাহায্য- 
সমর্থন এবং দীনের খেদমতে সেই কর্ম সম্পাদন করত যা পাশ্চাত্যে তুরক্ষের 
উছমানী সাম্রাজ্য করেছে। ইকবালের ভাষায় ৪ 

১৪৯০ 0৫০5 HS am এ3০০ USS ৪2৭ 

উছমানী তুকী্দের চেয়ে তুকী তৈমুরীগণ কোন দিক দিয়েই অযোগ্য ছিল 

না। 

কিন্তু বড়ই দুর্ভাগ্যের বিষয় যে, আকবর (তীর সৌভাগ্য রবি ও 
খোশনসীবীর সাথে) এই দু'টো দলের মধ্যে থেকে যাদেরকে পেলেন তারা 
সংখ্যার এতই কম যারা এই মানদণ্ডে পূর্ণরূপে উত্তীর্ণ হন না, বরং দুঃখজনক 
বিষয় এই যে, তারা এই পর্যায়ে খেদমতের পরিবর্তে বদ-খেদমতী, আকবরকে 
ঘৃণা ও বিরূপ মনোভাবের উদ্রেক করা এবং ইসলাম বিরোধী দাওয়াত ও 
আন্দোলন থেকে দূরে রাখা কিংবা সে সবের উৎখাত ও উৎসাদনে উৎসাহিত 
করার পরিবর্তে তাকে এসব দাওয়াত ও আন্দোলনের পতাকাবাহী বরং সেসবের 
খয়ের-খা বানাবার খেদমতে আত্মনিয়োগকারী ছিল। 


সম্রাট আকবরকে যে দু'টো বস্তু গোমরাহীর দিকে টেনে নিয়ে গিয়েছিল তার 

প্রথমটি হল দরবারী আলিম-উলামা । আমরা প্রথমে তাদের নিয়ে আলোচনা 

করতে চাই। আকবর প্রথমে তাঁদের ভীষণ ভক্ত ছিলেন, তাঁদের উপর তিনি 

" সর্বাধিক নির্ভর করেন এবং ধারা দরবারে সম্রাটের সবচে'বেশী নৈকট্য লাভ 

করেছিলেন, যীরা ছিলেন__ইসলামের একজন শ্রেষ্ঠতম আলিম ও বিশেষজ্ঞ 
১, বিস্তারিত ‘তারীখে ফিরিশতা"য় দেখুন। 


আকবরের শাসনামল এবং তাঁর পরস্পর বিরোধী শাসনকাল ৫৭ 


হযরত আবদুল্লাহ ইবনে মুবারক-এর মতে সকল প্রকার অরাজকতা ও বিপর্যয়ের 
পেছনে তিনটি ক্রিয়াশীল উপাদানের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। 
0601:5১55$553135 49 SH Cll ৯০৪ Jay 

“দীনের বিকৃতি ও ক্ষতিসাধন ক্ষমতাসীন রাজা-বাদশাহ, উলামায়ে সু’ 
আত্মবিক্রীত স্ার্থসর্বন্ব দুনিয়াপুজারী আলিম-'উলামা) এবং স্বার্থ শিকারী ভণ্ড 
সুফীরা ছাড়া আর কে করেছে?” 

আমরা এক্ষেত্রেও মোল্লা আবদুল কাদির বদায়ুনীর সাক্ষ্য উদ্ধৃত করছি যিনি 
স্বয়ং রাজদরবারের একজন সদস্য ছিলেন এবং তীর এসব বিবরণের মধ্যেও যা 
তিনি এক এতিহাসিক সাক্ষ্য হিসেবে স্বীয় দল ও সাথীদের সম্পর্কে স্বয়ং 
দিয়েছেন, এতে তার কোন ব্যক্তিগত স্বার্থ কিংবা শত্রুতা ছিল বলে মনে হয় 
না। দরবারী আলিমদের ছবি এঁকেছেন তিনি এভাবে £ 
কিরাম এবং আতীর-উমারাকে তিনি ইবাদতখানায় ডেকে পাঠাতেন। দরবারে 
কে সামনে বসবেন আর কে পিছনে বসবেন এ নিয়ে উলামা ও মাশায়েখদের 
মধ্যে স্বার্থের দ্বন্ব প্রকাশ পেতে শুরু করে । প্রত্যেকেই একে অপরের সামনে এবং 
বিশিষ্ট আসনে উপবেশন করতে চাইত । বাদশাহ এ সমস্যার সমাধান করে 
নির্দেশ দেন যে, আমীর-উারা পূর্ব দিকে, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ পশ্চিম দিকে, 
উলামায়ে কিরাম দক্ষিণ দিকে এবং মাশায়েখণণ উত্তর দিকে বসবেন। 
বাদশাহ নিজে এক একটি হাল্কায় আসতেন এবং মসলা-মাসাইল তাহকীক 
করতেন ।”৯ 

মোল্লা সাহেব লিখছেন, “এক রাত্রে আলিম-উলামা” বিরাট জোরে জোরে 
কথা বলতে ও তর্ক-বিতর্ক করতে লাগলেন এ থেকে সম্রাটের মনে বিরক্তির 
সৃষ্টি হয় এবং একে তিনি বেতমিধী ও দুনিয়াদারী হিসাবে ধরে নেন।”২ 

“পারস্পরিক কথা কাটাকাটি অবশেষে একে অপরের মুখোমুখি এনে দাড় 
করায় ৷ মতপার্থক্য এতদূর পর্যন্ত গিয়ে দীড়ায় যে, একে অপরকে তীরা কাফির 
ও পথভ্রষ্ট বলতে থাকেন। ক্রোধে সবাই ফুসছিলেন এবং ঝগড়া অবশেষে 
চীত্কারে গিয়ে দীড়ায়। সভ্যতা ও ভব্যতার সকল মাত্রা তারা ছাড়িয়ে 
গিয়েছিলেন।” 


5 সুস্তাখার্ত -তাওয়ারীখ, হয় খণ্ড,২০২ পৃ. । 
২. প্রাগুক্ত, ২০৩ পৃ. | 


৫৮ হযরত মুজাদ্দিদ আলফেছানী (র) 


সম্রাট আকবর এতে সাংখাতিক ত্যক্ত ও বিরক্ত হয়ে মোল্লা আবদুল 
কাদিরকে নির্দেশ দেন যে, অতঃপর যেই আলিম এই মজলিসে কোনরূপ 
বদতমীযী প্রদর্শন করবেন তাকে সেখান থেকে উঠিয়ে দেবেন। 
উচ্চ ধৰ্মীয় পদমর্ধাদাধিকারীদের মধ্যে একজন গুরুতৃপূর্ণ সদস্য ছিলেন 
মোল্লা আবদুল্লাহ সুলতানপূরী,১ বার পদমর্যাদা ও উপাধি ছিল মখদূমু'্ল-মুল্ক, 
যিনি কেবল এই ভয়ে যাতে হজ্জ করতে না হয়, হজ্জের ফরযিয়ত তথা 
বাধ্যবাধকতা আর অবশিষ্ট নেই বলে ফতওয়া দিয়েছিলেন । যাকাতের ক্ষেত্রেও 
তিনি শরঈ কৌশল ও চালবাজীর আশ্রয় নিতেন এবং এভাবে শরীয়তের বাধ্য- 
বাধকতা থেকে বেঁচে যেতেন ।২ সম্রাট আকবরের শাসনামলে এবং তার সৌভাগ্য 
রবি মধ্যাহ্ন গগনে থাকাকালে তিনি এত ধন-সম্পদ সঞ্চয় করেছিলেন যে, 
সব্ণভর্তি কয়েকটি সিন্দুক তার পৈতৃক কবরস্থান থেকে উদ্ধার করা হয় যেগুলো 
মুর্দার বাহানায় তিনি সেখানে দাফন (প্রোথিত) করেছিলেন।৩ 

মখদুমুল-মুল্ক-এর পর পরবর্তী মর্যাদা ছিল সদরু"স- সুদূর মওলানা 
আবদুন-নবীর৪ যিনি ছিলেন তৎকালীন ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ "আলিম, বিশেষ 
করে হাদীস শাস্ত্রের উপর তাকে একজন বিশেষজ্ঞ মনে করা হত। কিন্তু 
মুস্তাখাবু'ত-তাওয়ারীখ-এর কতক বর্ণনা থেকে অনুমিত হয় যে, তীর পাণ্ডিত্য 
তেমন উচ্চ মানের ছিল না এবং আরবী ভাষার কতক শব্দের সংশোধন ও 
বিশ্লেষণ সম্পর্কেও তাঁর তেমন জ্ঞান ছিল না (৫ সম্রাট আকবর তাকে সদরু*স- 
১. পূর্ব পাঞ্জাবে জলনধরের নিকট সুলতানপুর অবস্থিত। তীর সম্পর্কে বিস্তারিত জানতে দেখুন 

নুযহাতুল খাওয়াতির,৪র্থ খণ্ড । 


২. অর্থাৎ বছর অতিক্রান্ত হবার পূর্বেই সেই বিত্ত যার উপর যাকাত ফরয_ স্বীয় স্ত্রী কিংবা অপর 
কোন আত্মীয়কে দিয়ে দিতেন । সে নেবার পর আবার পূর্বোক্ত মালিককে ফিরিয়ে দিত। 
এভাবে এঁ বছরের যাকাত দেওয়া থেকে বেঁচে যেতেন। পরবর্তী বছরও একই "ঘটনার 
পুনরাবৃত্তি করতেন । 

৩. এক বর্ণনামতে তার কবর থেকে ভিন কোটি টাকা মুল্যের স্বর্ণের ইট পাওয়া গিয়েছিল। 

৪. শায়খ আবদুন নবী শায়খ আহমদ গঙ্গুহীর পুত্র এবং হযরত শায়খ আবদুল কুদ্দুস গলৃহী 
(রা)-এর পৌন্র। হেজাযের উলামা-ই কিরাম থেকে হাদীসের তা'লীম পাবার কারণে 
পারিবারিক মত ও পথ ওয়াহ্দাতু'ল-ওজ্দ ও সামা সম্পর্কে তার মতান্তর ঘটে । পিতার 
সঙ্গে তার সম্পর্ক ভাল ছিল না।দ্রে, নুযহাতুল খাওয়াতির, ৫ম খণ্ড)। 

৫. হেজাযের আলিম-উলামা বিশেষ করে আল্লামা শিহাবুদ্দীন আহমদ ইবনে হাজার হায়তাস্ী 
মন্ধীর মত উত্তাদের নিকট ইলমে হাদীস শিক্ষালাভ এবং লেখক হবার কারণে একথা 
কিছুতেই সঙ্গত মনে হয় না যে, তিনি মা'মুলী আরবী শব্দও ভুল পড়তেন। আল্লাহ্‌ই ভাল 
জানেন। 


আকবরের শাসনামল এবং তাঁর পরস্পর বিরোধী শাসনকাল ৫৯ 


সুদূর পদে নিযুক্ত করেন। ফলে তিনি এমন শান-শওকত, ক্ষমতা ও প্রতিপত্তি 
লাভ করেন যে, সাম্রাজ্যের অনেক গুরুতৃপূর্ণ অমাত্যও তীর সামনে নিশ্প্রভ হয়ে 
যান। সম্রাট কয়েকবার স্বহস্তে তার জুতা পরিয়ে দেন। বড় বড় উলামায়ে কিরাম 
তীর দর্শন লাভের জন্য ঘন্টার পর ঘন্টা ধরে তীর দরজায় দাড়িয়ে থাকতেন। 
সমগ্র ভারতবর্ষর উলামায়ে কিরাম ও মাশায়েখ এবং সাজ্জাদানশীনদের জায়গীর 
প্রদান,উপহার-উপটোকন ও ভাতা মঞ্জুর তীর এখতিয়ারাধীন ছিল। এক্ষেত্রে 
তিনি যে উদার মহানুভবতার পরিচয় দিয়েছিলেন বিগত শাসনামলগুলোতেও এর 
নজীর মেলা ভার। 

কিন্তু মোল্লা আবদুল কাদিরের বর্ণনা মুতাবিক (যিনি তার সমসাময়িক দোস্ত 
এবং দরবার সঙ্গী ছিলেন) মনে হয় যে, উলামায়ে কেরামের উন্নত পবিত্র- 
আখলাক, স্বীয় খান্দানের সর্বোত্তম এঁতিহ্য ও বৈশিষ্ট্য বরং সাধারণ ভদ্রতা ও 
সৌজন্য এবং কখন, কোন সময় কি করা দরকার সে জ্ঞানটুকুও তীর ছিল না। 
সম্ভবত তাঁর এই উচ্চ পদ তার ভেতর এই পরিবর্তন সৃষ্টি করে থাকবে। এর 
নৈতিক প্রভাব-প্রতিক্রিয়া সম্রাট এবং তীর দরবারের অমাত্য ও সভাসদবর্পের 
উপর শুভ হত না। মোল্লা আবদুল কাদির তাকে তীর পদমর্যাদা ও প্রভাব- 
প্রতিপত্তির অপব্যবহার এবং এর অবৈধ সুযোগ নেওয়া ও এর থেকে অন্যায় 
ফায়দা উঠানোর জন্য অভিযুক্ত করেছেন। তিনি লিখেছেন যে, “তিনি গোটা 
ভারতবর্ষের ধর্মীয় জায়গীরদারদের দৌড়ান শুরু করেন। লোকে শায়খ-এর 
উকীল, ফাররাশ, দ্বাররক্ষী, সহিস__এমনকি মেথরদেরকে পর্যন্ত ঘুষ দিতে বাধ্য 
হয়ে গিয়েছিল। কেননা ঘুষ প্রদান ব্যতিরেকে কোন কার্োদ্ধার হত লা।”১ 

আমরু বি'ল-মা‘রফ ওয়া নাহী 'আনি'ল-মুনকার তথা সৎকাজে আদেশ ও 
অসৎ কাজ থেকে নিষেধ এবং ধর্মীয় বিষয়ে খতিয়ান গ্রহণের ক্ষেত্রে তিনি হিক- 
মত ও স্থান-কাল-পাত্রের প্রতি দৃকপাত করতেন না । ফলে কখনো কখনো 
সম্বাটও এর আওতায় পড়ে যেতেন। মাআছিরু'ল-উমারা নামক গ্রন্থের একটি 
বর্ণনা থেকে জানা যার যে, “সমত্রট আকবরের এক রাজ্যাভিষেক উপলক্ষ্যে 
আমীর-উমারা, উলামায়ে কিরাম ও মাশায়েখগণ সম্রাটকে মুবারকবাদ জ্ঞাপন 
করছিলেন। সম্রাটের গায়ে যাফরানী রঙের পোশাক ছিল। শায়খ এই পোশাকের 
ব্যাপারে আপত্তি তোলেন এবং অন্য পোশাক পরিধানের তাকীদ দেন। কিন্তু এই 
তাকীদ এতটা উত্তেজনার সাথে দিয়েছিলেন যে, তার লাঠির অগ্রভাগ সম্রাটের 


১. মুস্তাখাবু'ত-তাওয়ারীখ, ২য় খণ্ড, ২০৫ পৃ. । 


৬০ হযরত মুজাদ্দিদ আলফেছানী (র) 
শাহী পোশাকে গিয়ে লাগে। সম্রাট সহিষ্ুতার পরিচয় দেন, কিন্তু একে তিনি 
তার জন্য অপমানজনক মনে করেন এবং শাহী হারেমে গিয়ে স্বীয় মাতার নিকট 
অভিযোগ করেন। মাতা ছিলেন এক বুযুর্গ পরিবারের মেয়ে। তিনি সম্াটকে 
বুঝিয়ে দেন যে, তীর এই সহিষ্ণুতা প্রদর্শন ইতিহাসের পৃষ্ঠায় তার প্রশংসা-গাথা 
হিসাবে কীর্তিত হবে যে, তার একজন আলিম প্রজা সম্রাটকে লাঠি দিয়ে আখাত 
করেছিল এবং সম্রাট শরীয়তের প্রতি শ্রদ্ধাবশত নিশ্চুপ ছিলেন।”১ 

এছাড়া মুসীবত আরও ছিল। তন্মধ্যে এও একটি যে, অখদুমু'ল-সুল্ক এবং 
শায়খ আবদুন-নবী একে অপরের প্রতিপক্ষ ও প্রতিদবন্থী হয়ে পড়েন। মখদৃমু'ল- 
মুল্ক শায়খ আবদুন-নবীকে ইলযাম (অপবাদ দেওয়া,দোবারোপ করা) দিতেন 
এবং অপরপক্ষে শায়খ আবদুন-নবী মখদুমু'ল-মুল্ককে মূর্খ ও কাফির বলতেন। 
অতঃপর একে কেন্দ্র করে উভয়ের সমর্থকবৃন্দ পরম্পরে মুখোমুখি দীড়িয়ে যেত। 
মখদুমু'ল-মুল্ক এবং সদর শায়খ আবদুন-নবীর অবস্থা থেকে (যদি তা 
সেরকমই হয় যে রকমটি ইতিহাসে-বর্ণিত হয়েছে) পরিমাপ করা যায় যে, 
এদু'জন মনীষী জ্ঞান, ধর্মীয় প্রজ্ঞা, নৈতিক ও চারিত্রিক উৎকর্ষতা এবং আত্মিক 
পবিত্রতা ও বিশুদ্ধি কোন দিক দিয়েই এই সঙ্গীন যুগ (আকবরের শাসনামল) 
এবং এই গুরুতূপূর্ণ ও জটিল পরিবেশে (আকবরের দরবারে) দীনের সঠিক 
প্রতিনিধিত্ব ও রস্ল(সা)-গণের যথার্থ নিয়াবতের স্থেলাভিষিক্তের) জন্য 
উপযোগী ছিলেন না। এর জন্য যদি উমায়্যা খলীফা সুলায়মান ইব্‌ন আবদি'ল- 
মালিকের উপদেষ্টা ও মন্ত্রী রাজা *ইবৃন হায়াত এবং আব্বাসী খলীফা হারুনুর 
রশীদ-এর ধর্ম বিষয়ক উপদেষ্টা ও কাধীউ'ল-কুষাত কাষী আবু যুসুফ-এর 
পর্যায়ের ‘আলিম, মুত্তাকী ও কুশলী না হলেও নিদেনপক্ষে আবদুল ‘আযীয 
আসিফ খান এবং কাষী শায়খ্'ল-ইসলাম২-এর মত সাহিব-এ কামাল, উন্নত 
মেধার অধিকারী, নিবিষ্ট-চিত্ত সাধক ও মুত্তাকী সাম রাজ্যের উপদেষ্টা হতেন। 
আকবরের দরবারে (সামনে বলা হবে) ইরান ও ভারতবর্ষের যেসব মেধাসম্পন্ন, 
প্রতিভাবান, পাণ্ডিত্যের অধিকারী, যুক্তিবাদী আলিম-উলামা” ও সাহিত্যিক 
সমবেত হয়েছিল তাদের মুকাবিলা করার জন্য এদের উভয়ের চেয়েও অনেক 
বেশী যোগ্যতর দীন ও শরীয়তের প্রতিনিধি এবং সাম্রাজ্যের মযহাবী তথা ধর্মীয় 
মুহাফিজ ও উপদেষ্টার প্রয়োজন ছিল। 


১. মাআছিরু'ল-উমারা, ২য় খণ্ড, ৫৬১ পৃ। 
২. এঁদের উভয়ের সম্পর্কে জানতে হলে দেখুন হাকীম সায়্যিদ আবদুল হাই হাসানীকৃত 
‘ইয়াদে আয়্যাম’ (তারীখে গুজরাট)! 


আকবরের শাসনামল এবং তাঁর পরস্পর বিরোধী শাসনকাল ৬১ 


আকবর যিনি (মোল্লা আবদুল কাদিরের বর্ণলানুসারে)-এঁ সমস্ত আলিম- 
রাধীর থেকেও উত্তম মনে করতেন, যখন তাদের এই ধরনের দেখতে পেলেন 
তখন পূর্ববর্তী যুগের আলিমদেরকেও এদের সাথে তুলনা করে গোড়া থেকেই 
'আলিমদের বিরোধী হয়ে যান। 


সাম্রাজ্যের অমাত্য এবং দরবারের উপদেষ্টাবর্ 


সাম্রাজ্যের অমাত্যদের সম্পর্কে আকবরের দুর্ভাগ্য দরবারের আলিমদের 
চেয়ে কম ছিল না। শিক্ষা ও সংস্কৃতি সম্পর্কে একেবারেই অজ্ঞ হবার কারণে তার 
উপর প্রতিটি বাকচাতুর্যের অধিকারী প্রতিভাবান ও স্জনশীলদের যাদু ক্রিয়া 
করত,বিশেষ করে তিনি যদি তখনকার বিলেত (ইরান) থেকে আগমন করতেন 
যাকে ভারতবর্ষ ও আফগানিস্তানের লোকেরা গ্রীসের মর্যাদা দিত। ঠিক সেই 
সময় যখন আকবরের কদম ধর্মের ময়দানে পতনোন্ুুখপ্রায় কীপছিল, ইরান 
থেকে হাকীম আবুল ফাতাহ গীলানী, হাকীম হুমায়ুন (হাকীম হুমা) এবং 
নুরুদ্দীন কারারী নামক তিন সহোদর ভ্রাতা আগমন করেন এবং দরবারে 
উচ্চাসন লাভ করেন। কিছুকাল পর মোল্লা য়াযদী ইরান থেকে আসেন এবং 
সাহাবা-ই কিরাম সম্পর্কে লাগামহীনভাবে সমালোচনার ঝড় বইয়ে দেন। হাকীম 
আবুল ফাতাহ এক-পা অগ্রসর হলেন এবং দীনের হাকীকতসমূহ (নবুওত, ওয়াহী 
ও মু'জিযাসমূহ) প্রভৃতিকে খোলাখুলি অস্বীকার করেন।১ এই সময় শরীফ 
আমেলীরও ইরান থেকে আগমন ঘটে (যার কথা ইতিপূর্বে আলোচিত হয়েছে) 
যিনি ছিলেন মাহমুদ নীসখাওয়ানীর পদাংক অনুসারী এবং ধর্মদ্রোহী আকীদা 
গোঁষণকারী । এই সব ইরানী সুধী ও মনীষী ছাড়াও নড়বড়ে আকীদা ও মানসিক 
অস্থিরতার এই যুগেই কালীর অধিবাসী প্রখর উপস্থিত বুদ্ধির অধিকারী, 
বিজ্ঞজনদের মাহফিলের সৌন্দর্য বর্ধনকারী হাস্মরসিক হিন্দু ব্রন্মদাস দরবারে 
প্রবেশ করেন এবং খুব সত্র সম্রাটের মেঘাজে অনুপ্রবেশ ও সভাসদের আসন 
লাভ করেন এবং খাস মোসাহেব হিসেবে অভ্যর্থিত হয়ে বীরবল নামে ধন্য ও 
গর্বিত হবার সুযোগ পান 1২ তিনি হাওয়ার গতি আঁচ করতে পেরে ধর্মীয় ব্যাপারে 
এবং নাধুক ইসলামী 'আকীদা ও মসলা-মাসাইলের বিষয়ে অকুন্ঠ ও বিদ্বপাত্মক 
ভুমিকা গ্রহণ করেন। যেহেতু তখন এরই কদর ছিল বিধার চতুর্দিক থেকে তিনি 


১, মুস্তাখাবু'ত-তাওয়ারীখ, ২য় খণ্ড, ২১১ পৃ.। 
২, রাজা বীরবলের চরিত্র জানতে দেখুন দরবারে আকবরী, হুসায়ন আযাদকুত ৩৩৬-৮৩ । 


৬২ হযরত মুজাদ্দিদ আলফেছানী (র) 


বাহবা পেতে থাকেন। ধর্মের ব্যাপারে সপ্ত্রাটের মেযাজকে অযৌক্তিকভাবে 
অবিবেচক বানাতে তারও বিরাট ভূমিকা ছিল 1১ 


মোল্লা মুবারক ও তীর দুই পুত্র ফৈযী ও আবুষ্ল-ফযল 


অতঃপর অধিকতর বিস্ময়কর ব্যাপার এই যে, বোঝার উপর শাকের আটি 
হিসেবে দরবারে মোল্লা মুবারক নাগোরীর আনাগোনা শুরু হয় এবং তার দুই 
পুত্র ফৈষী ও আবু'ল-কফষল সম্রাটের মন-মস্তিষ্কে এমনভাবে আসর জীকিয়ে বসেন 
এবং শাহী দরবারে এমন গৌরবময় আসন লাভ করেন যা ইতিপূর্বে অপর 
কারোর ভাগ্যে জোটেমি। মোল্লা মুবারক এবং আবুল ফযল ও ফৈধী এই 
তিনজনের অবস্থা নিরপেক্ষভাবে অধ্যয়ন করলে জানা যায় যে, এঁরা কেবল 
ভারতবর্ষেই নন বরং স্বীয় যুগের অত্যন্ত তীক্ষুবুদ্ধি, উচ্চতর জ্ঞানগত যোগ্যতা ও 
পাণ্ডিত্যের অধিকারী, বুদ্ধিবৃত্তিক জ্ঞান ও সাহিত্যে অসাধারণ দখল এবং ফার্সী 
রচনা ও কাব্যে সুনিপুণ পণ্ডিত ছিলেন। মোটের উপর সে যুগের শিক্ষাব্যবস্থা, 
পঠন ও গবেষণা পদ্ধতি এবং প্রচলিত ও জনপ্রিয় জ্ঞান-বিজ্ঞান ও বিষয়-শাস্ত্রের 
দিক দিয়ে তারা অত্যন্ত জ্ঞানী ও মেধাবী ছিলেন। যদি এই পাণ্ডিত্য ও শান্তরীয় 
জ্ঞান, মেধার তীক্ষতা, প্রকৃতির ভারসাম্যতা এবং ভাষা ও লেখনীর সাযুজ্যের 
সঙ্গে এই পিতা-পুত্রদের ভেতর দীনী ইস্তিকামাত তথা ধর্মীয় অটলতা, ধর্মে 
গভীরতা ও দৃঢ়তা, আল্লাহ্ভীতি ও পরকাল প্রয়াসী ইখলাস এবং আল্লাহর জন্যই 
সব কিছু করার মানসিকতাও থাকত তাহলে তারা সে যুগে এমন খেদমত 
আঞ্জাম দিতে পারতেন এবং একে কালের ফেতনা ও বিপর্যয় থেকে রক্ষা করতে 
পারতেন যার নজীর মেলা হত ভার। কিন্তু তাদের অবস্থা এবং স্বয়ং আবুল ফযল 
ও ফৈয়ীর রচনাসমূহ থেকে যে সব মৌলিক সত্য বেরিয়ে আসে তা নিম্নরূপ ৪ 

(১) মোল্লা মুবারক (যিনি ছিলেন এই ত্রিরত্নের সূচনাবিন্দু)-এর স্বভাব ও 
প্রকৃতিতে অস্থিরতা এবং মানসিকতায় প্রকৃতিগতভাবে গোলমাল ও বিশৃঙ্খলা 
ছিল। মযহাব চতুষ্টয় (হানাফী, শাফিঈ, মালিকী ও হাম্বলী) এবং এ সবের 
এখতিলাফসমূহ সম্পর্কে অবহিত হবার পর তীর ভেতর জমা ও সমন্বয় সাধন 
এবং ব্যাখ্যা-বিশ্লেষণের পরিবর্তে সরগুলোকেই অস্বীকার ও সে সবের প্রতি 
অসন্তোষের প্রবণতা সৃষ্টি হয় এবং তিনি এই গোটা ফিকহী সম্পদ ও শ্রদ্ধাতাজন 


"১. বিস্তারিত দ্র. মুভ্তাখাবু'ত-তাওয়ারীখ, ২য় খণ্ড, ১৬১ পৃ. 
২, আবুল ফযল তদীয় আকবরনামায় মোল্লা মুবারকের প্রথম দরবারে প্রবেশকে দ্বাদশ বর্ষের 
ঘটনায় বিবৃত করেছেন। 


আকবরের শাসনামল এবং তাঁর পরম্পর-বিরোধী শাসনকাল ৬৩ 
পূর্বসুরীদের শ্রমসাধ্য প্রয়াস সম্পর্কে বিশ্বাস হারিয়ে ফেলেন । এদিকে শীরাষের 
উপর দর্শনশান্্র প্রভাব জীকিয়ে বসে'। তাসাওউফের ইমাম ও মাশায়েখে কিরাম 
থেকে ইলমে তরীকত ও মা“রিফতের ফয়েষ হাসিল করা এবং শয়তানী চক্রান্ত 
ও নফসের রোগ-ব্যাধি সম্পর্কে অবহিত না হয়ে সরাসরি এতদসম্পকী় 
কিতাবাদি অধ্যয়ন মারফত তাসাওউফ ও প্রাচ্য-দর্শন সম্পর্কে অবহিত হতে গিয়ে 
তিনি মারাত্মক ভ্রমে পতিত হন এবং এ সবের গলি-খুপচি অতিক্রম করার পর 
তীর ভেতর এক অস্থিরচিত্ততা ও বিক্ষিপ্ত অবস্থা সৃষ্টি হয়ে যায়। তীর ভেতর 
প্রতিটি রঙে রঞ্জিত হবার এবং “বাতাস বুঝে নাও বাও”-এর সুবিধাবাদী নীতি 
অনুসরণের যোগ্যতা সৃষ্টি হয়। হযরত খাজা বাকী বিল্লাহ্র সাহেবযাদা খাজা 
কিলা, শায়খ মুবারকের কন্যার ঘরে ধীর প্রশিক্ষণ লাভ ঘটেছিল, তার সম্পর্কে 
লিখেন £ - | 
alls dol 4S ৬৯০০৭ ভোট AS Sky th As এ ১১ A ০০ ০৯ ৩৭ 

ও ০৫৯০ As lw Moe 

“প্রতিটি যুগের প্রচলিত ধর্ম ও মতাদর্শ তিনি আত্মস্থ করতেন, সেই অনুযায়ী 

চলতেন যে মত অনুযায়ী চলতে রাজ্যের আমীর-উমারা পসন্দ করে।”২ 

স্যার ওয়েলেসলী হেগ বলেন ঃ শায়খ মুবারক বিভিন্ন সময় সুন্নী, শীআ, 
সুফী, মাহদাবী ছাড়াও না জানি আরও কি কি ছিলেন ৩ 

(২) স্বভাব ও প্রকৃতির দিক দিয়ে তিনি ছিলেন উদ্যমী ও মর্যাদালোভী। 
এজন্য জ্ঞান ও পাঠ্য জগতের সীমিত গণ্ডীর ভেতর বন্দী থাকা তার অস্থির 
প্রকৃতির উপযোগী ছিল না । তীর রাজসরকারে ও শাহী দরবারে আপন জ্ঞান ও 
মেধার প্রভাব সৃষ্টির আগ্রহ দেখা দিল এবং এই উদ্দেশ্যে তিনি সম্রাট আকবরের 
ছায়াতলে (যে ছায়াকে সৌভাগ্যের চাবিকাঠি মনে করা হত) আসলেন এবং 
কেবল একাই নন আপন দুই পুত্রকেও এর আওতায় নিয়ে এলেন। 

(৩) মনে হয়, সে যুগের আলিম-উলামা (বিশেষ করে মখদুমুল-মুল্ক এবং 
শায়খ আবদুন নবী, ধারা শাহী দরবারে সীমাহীন প্রভাব জীকিয়ে বসে ছিলেন) 
তীকে সেই মর্যাদা দেয়নি, স্বীয় মেধা ও মর্যাদার ভিত্তিতে যার তিনি যোগ্য 
১. খাজা কিলী খাজা হুসসামুদ্দীনের ঘরে প্রশিক্ষণ লাভ করেছিলেন । খাজা হুসসামুদীনের স্ত্রী 

ছিলেন মোল্পা মুবারকের দ্বিতীয় কন্যা । তারীখে হিন্দুস্তান, ৫ম খণ্ড, ৯৪৭ পৃ. 


২.৪ Ele ৩৩ পৃ 
৩. Cambridge History of India, ৪র্থ খণ্ড, ১৮ পৃ. 


৬৪ হযরত মুজাদ্দিদ আলফেছানী রে) 
ছিলেন। অধিকন্তু তার কিছু কিছু “আকীদা-বিশ্বাস; ধ্যান-ধারণা ও অস্থিরমতি 
মেযাজের দরুন ধর্মীয় মহলে তিনি বিরোধিতার সম্মুখীন হন কিংবা তাঁর প্রতি 
উপেক্ষা প্রদর্শিত হয়। এতে.তীর অস্তর-মানস গভীরভাবে আহত হয়। মওলভী 
মুহাম্মদ হুসায়ন আঘাদের সাহিত্যমণ্ডিত ভাষায় ৪ 
“শায়খ মুবারক এসব লোকের নিপীড়নমূলক তীর এত খান যে, তীর দিল্‌ 
চালুনীর মত ঝাঝরা হয়ে গিয়েছিল। শায়খ (আবুল ফষল)ও শায়খের পিতা 
মোল্লা মুবারক মখদূম ও সদর প্রমুখের হাতে বছরের পর বছর যে আঘাত 
খেয়েছিলেন জীবনেও তার ক্ষতিপূরণ হবার ছিল না।”১ অন্যত্র 8 “মখদূমের 
হাতে শায়খ মুবারকের উপর যেসব বিপদ-মুসীবত নেমে এসেছিল তার ছেলেরা 
তা ভোলেনি। এ সবের প্রতিশোধ গ্রহণের চিন্তায় তারা আকবরের কান ভারী 
করতে শুরু করল, সেই সাথে আকবরের ধ্যান-ধারণার পরিবর্তন ঘটা শুরু 
হল।”২ 
মওলভী মুহাম্মদ হুসায়ন আযাদ নিজেও ফুক্তবুদ্ধি ও উদার চিন্তার হওয়া 
সত্ত্বেও লিখেছেন ৪ 
“ফৈযী ও আবুল ফযলের ব্যাপার তাঁদের পিতার মতই দ্বিধাগ্রস্ত থাকে।” 
আলিম-উলামার এই বিরোধিতা এবং কালের এই অবিচার এই গোটা 
পরিবারকেই হীনমন্যতাবোধের শিকারে পরিণত করে যা বিভিন্ন রূপে এবং 
অধিকাংশ সময় “শ্রেষ্ঠতৃবোধের” আকারে প্রকাশিত হয় এবং তাঁরা এটা প্রমাণ 
- করে দেন যে, তাদের জ্ঞান ও বিদ্যাবত্তা এবং তাদের মেধা ও প্রতিভার সামনে 
কারুর প্রদীপ জ্বলতে পারে না। ইসলাম এবং গোটা ধর্মীয় ব্যবস্থা এই প্রয়াসের 
শিকারে পরিণত হয়। এমনকি যখন সকল প্রদীপ এই দুই ভ্রাতার জ্ঞানবত্তা ও 
মেধার প্রদীপের সামনে নির্বাপিত বা নির্বাপিত-প্রায় হয়ে গিয়েছিল এবং সেই 
সাম্রাজ্যে তাদেরই বুলি আওড়ানো হচ্ছিল, কিন্তু এরই সাথে ইসলামের কুসুম 
কানন যখন তাদের চোখের সামনে জুলছিল তখন (মোল্লা আবদুল কাদির 
বদায়ুনীর বর্ণনানুসারে) আবুল ফঘলের মুখে উচ্চারিত হচ্ছিল নিন্নোক্ত কবিতা 
পংক্তিদ্বয় ৪ 


৪ 


ক 45৯ ১০৯ ০৭০১৪৩৭০০০৭ ০৯০ 
8০৯ লন ও] শি 43 pl ১২১৭৪৯ IF 
১. দরবারে আকবরী, ৪৯-৫০ পৃ. । 
২. প্রাগুক্ত ৩৮৯ পৃ. । 


আকবরের শাসনামল এবং তাঁর পরস্পর বিরোধী শাসনকাল ৬৫ 
+ ০559৯ চন (5০৪৮ ৪৪ ৬০৪৭ HS 
০8৪৯ ০০৭ ও ০০ ০৮৭৪০ ০০ edly এ 

আগুন ছিল আর ছিল আমার হাত আমারই খড়-কুটায় ৷ আমি নিজেই যখন 

এতে আগুন দিয়েছি তখন “দুশমনের প্রতি আর.কি.অভিযোগ করব । কেউ 

আমার দুশমন নয়, আমি নিজেই আমার দুশমন। আফসোস! আমি নিজেই 

আমার দোস্ত, আমি নিজেই আমার দুশমন । . 

মোল্লা মুবারকের দুই উপযুক্ত পুত্র ছিল যাঁদের একজনের নাম ছিল আবুল 
ফয়েয ফৈযী (জন্ম ৯৫৪ হি.) এবং অন্যজন আবুল ফঘল আল্লামী (জন্ম ৯৫৮ 
হি্‌)। 

ফৈযী সাহিত্য ক্ষেত্রে ছিলেন উচ্চতর প্রতিভার অধিকারী এবং তার ফারসী 
কাব্যেও এ ক্ষেত্রে তার পাণ্ডিত্য সর্বজনস্বীকৃত ৷ এ ক্ষেত্রে তার যোগ্যতার প্রশ্নে 
কেউই দ্বিমত পোষণ করেন না । আল্লামা শিবলী নু'মানী তদীয় “শি“রুল- 
“আজম” নামক গ্রন্থে যথার্থই লিখেছেন যে, “ফার্সী কাব্য সাহিত্যে ছ'শ বছরের 
বিস্তৃত মুদ্দতে হিনুস্তান মাত্র দু'জন লোকই জন্ম দিয়েছে যাদেরকে ফার্সী 
ভাষাভাষী লোকদেরকেও অনন্যপ্রায়চিত্তে মেনে নিতে হয়েছে আর সে দু'জন 
হলেন খসর (আমীর খসরূ) এবং ফৈযী ৷” 

“কফৈযী খাজা হুসায়ন মারবীর ছাত্র ছিলেন এবং তিনি প্রতিটি বিষয়েই 
পারদর্শিতা লাভ করেন। ৯৭৪ হি.-তে (আকবরের ছ্বাদশতম সিংহাসন আরোহণ 
বর্ষে) তিনি দরবারে পৌছেন এবং সম্রাটের. অনুগ্রহ লাভে ধন্য হন! সম্রাটের 
নৈকট্য দিন দিন বৃদ্ধি পেতে থাকে। কিন্তু তদসত্বেও তিনি দরবারের কোন 
খেদমতে নিজেকে সম্পৃক্ত করেন নি। তিনি ছিলেন চিকিৎসক, ছিলেন কবি ও 
লেখক এবং এই সব পেশায় তিনি নিয়োজিত থাকতেন। শীহ্যাদাদের শিক্ষা ও 
প্রশিক্ষণের দায়িত্ব তারই উপর অর্পিত ছিল। অনন্তর সিংহাসন আরোহণের 
দ্বাদশবর্ষে শাহযাদা দানিয়ালের শিক্ষার ও প্রশিক্ষণের ভার তীর উপর অর্পিত হয় 
এবং অতি অল্প দিনেই তিনি তাকে প্রয়োজনীয় বিষয়সমূহ (০31১০) শিখিয়ে দেন। 
এই বছরই সম্রাট আকবর ইজতিহাদ ও ইমামতের দাবীতে মসজিদে গিয়ে 
খুতবা পাঠ করেন। খুতবা লিখেছিলেন ফৈয়ী ৷ সম্রাট শায়খ “আবদুন-নবীর শক্তি 
খর্ব করতে প্রেসিডেলী কয়েক অংশে বন্টন করে দিয়েছিলেন অনন্তর ৯৯০ হি. 
তে আগ্রা, কালিঞ্জর ও কাঁলপীর প্রেসিডেন্দী ফৈযীকে প্রদান করা হয়। ৯৯৩ 
_ হিতে যুসুফযাঈ পাঠানদের বিরুদ্ধে সম্রাট আকবর যখন অভিযান প্রেরণ করেন 


তখন ফৈযীও এই অভিযানে গমনে আদিষ্ট হন। ৯৯৬ হি.তে যে বছর ছিল 
৫ 


৬৬ হযরত মুজাদ্দিদ আলফেছানী বে) 


সম্রাটের সিংহাসনে আরোহণের ৩৩তম বর্ষ, ফৈযী ‘কবি সম্রাট! (1১০ এ.) 

উপাধি প্ৰাপ্ত হন1.৩৬তম বর্ষে (মুতাবিক ৯৯৯ হি.) ফৈধীকে খান্দেশ রাজ্যে 

দৌত্য কর্মে নিক্ত-করা: হয়.-এরং-তিনি, অত্যন্ত "সাফল্যের সঙ্গে এই দায়িতৃ 
আনজাম দেন1:১০০৪ হি.তে.সফর মাসে (সিংহাসন আরোহণের ৪০তম বর্ষে) 
তিনি ইন্তিকাল করেন ।”১ 

সাহিত্যিক রচনাসমূহ, সংস্কৃতের অনুবাদ, কাব্য ও দীওয়ান ছাড়াও তার 
সর্বাধিক বিখ্যাত রচনা কুরআন মজীদের নুকতাবিহীন “সওয়াতি'উল-ইলহাম'২ 
নামক তাফসীর গ্রন্থ। দু'বছরের মুদ্দতে (১০০২ হি.) এটি 'সমাপ্ত হয়। এর 
বিনিময়ে সম্রাট ফৈযীকে দশ হাজার দীনার স্বের্যুদ্র) প্রদান করেন।৩ ফৈযী তীর 
এই রচনা কর্মের জন্য রীতিমত গর্ব অনুভব করতেন এবং এ থেকে আরবী ভাষা 

ও সাহিত্যে তার অগাধ শক্তিম্তার পরিমাপ করা যায়। ধর্মীয় মতপার্থক্য সত্ত্বেও 

বদায়নী নিম্নোক্ত ভাষায় তীর সুবিপুল জ্ঞান ও পাণ্ডিত্যের স্বীকৃতি দিয়েছেন ৪ 

১,৪০1 > তয় খণ্ড থেকে সংক্ষেপিত (পৃ. ২৮-৭২) 

২. ফেবী এই তাফসীর লিখতে গিয়ে এই বাধ্যবাধকতা আরোপ করেন যে, এতে তিনি কোন 
নুকতায়ুক্ত হরফ ব্যবহার করবেন না । ফলে তা সেই যুগে এবং তৎপ্রবর্তী যুগে সর্বত্র তীব্র 
আলোড়ন সৃষ্টি করে। স্বীয় যোগ্যতার প্রমাণ এবং এই অভিযোগের জবাবে তিনি লিখেছেন 
যে, ধর্মীয় তথা দীনী ইল্‌মে তার কোন আগ্রহ নেই। কিন্তু এই কর্ম সম্পাদন থেকে আরবী 
ভাষায় তার অসীম শক্তিমত্তার যতই প্রকাশ ঘটুক না কেন এতে কোন জ্ঞানগত ও বাস্তব 
উপকারিতা নেই ৷ এ ঠিক তেমনি যেমন কোন কোন লিপিকুশলী চাউলের উপর 11 ১৯4৪ 
লিখে স্বীয় সুক্ম লিপিকুশলতা ও নৈপুণ্য প্রকাশ করেন। এইরূপ লৌকিকতার দরুন লেখায় 
কোন লাবণ্য এবং বাক্যে কোনরূপ স্বাদ, সৌন্দর্য ও উজ্ভ্বল্য নেই। 
সম্ভবত এর চেয়ে বেশী উপকারী ও উল্লেখযোগ্য ইলমী তথা জ্ঞানগত কৃতিতু হিসাবে 
বিবেচিত হবে তাই যা সেই যুগেরই একজন সিরীয় আলিম ধার নাম মুহাম্মদ 
বদরুদদীনমা'রফ বি-ইবনিল গুধ্যা আদ-দামিশকী মূ. ৯৮৪ হি.) আনজাম দেন। তিনি 
এক লাখ আশি হাজার কবিতা _প্লোকে কুরআন মজীদের তাফসীর সম্পন্ন করেন। এরই 
একটি সংক্ষিপ্ত-সারও কাব্যাকারে তৈরী করেন এবং উছমানী খলীফা সুলায়মান আজমের 
খেদমতে পেশ করেন। সুলতান উলামায়ে কিরামকে দেখতে দেন যে, এর ভেতর উম্মাহর 
সাধারণ আকীদা বিরোধী কোন কিছু আছে কিনা কিংবা কোনরূপ বিকৃতি আছে কিনা । 
উলামায়ে কিরাম এর সত্যতার স্বীকৃতি দেন এবং প্রশংসা করেন । সুলতান এতে লেখককে 
বিপুলভাবে পুরস্কৃত করেন (৪১4! ০] চর ৪9 এএ। ০৫151) । অধিকন্তু নায়লুল 
আওতারের লেখক আল্লামা মুহাম্মদ ইবন আলী আশ-শাওকানী আল-য়ামানী-এর ১৬! 
Ld SAE ৬৫ ০০ ০৯০০৭ &108|। (মৃ. ১২৫০ হি.) দ্বিতীয় ভাগ, অনু, মুহা, ইবন মুহা. 
আল-শুয্যা ২৫২ পৃ. দেখুন। 

১. মাআছিরুল উমারা, ২য় খণ্ড, ৫৮৭ পৃ. ৷ 


আকবরের শাসনামল এবং তাঁর পরস্পর বিরোধী শাসনকাল ৬৭ 


Lily ahs ৪5275918825) ৯0৪০০ 
| ০০৭১ tg 94 Jade 

ফুনুন-ই জুষইয়্যা অর্থাৎ কবিতা ও ME) Erect 

ইতিহাস ও অভিধান, চিকিৎসাশান্র ও লেখালিখিতে তিনি তার যুগের 

অদ্বিতীয় প্রতিভা ছিলেন। 

বই-পুস্তক ও কিতাবাদির প্রতি প্রবল আগ্রহী ও উৎসাহী ছিলেন। দুর্লভ 
কিতাবাদির একটি বিরাট সংগ্রহশালা তিনি গড়ে তোলেন যেথায় ৪০০৬ খানা 
পুস্তক ছিল। এ সবের অধিকাংশই ছিল স্বয়ং গ্রন্থকারের লিখিত কিংবা সেযুগের 
লিখিত। র 

মোল্লা আবদুল কাদির বদায়ূনী এবং সেই যুগের সে সমস্ত লোক খাদের 
হৃদয় কন্দরে ইসলামের প্রতি ভক্তি-প্রযুক্ত ভালবাসা ও সন্মানবোধ ছিল, খারা 
সম্রাট আকবরের শাসনামলের এইরূপ অবস্থাদৃষ্টে অত্যন্ত বিমর্ষ ও অসন্তুষ্ট 
ছিলেন-_-এ বিষয়ে একমত যে, ফৈথীও তাঁর পিতার মতই আকীদার ক্ষেত্রে 
নড়বড়ে এবং মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন এবং সম্রাট আকবরকে ধর্মহীন ও 
ধর্মদ্রোহী (=) বানাবার ক্ষেত্রে তীর বিশিষ্ট ভূমিকা ছিল। মোল্লা ‘আবদুল 
কাদির বদায়ুনী স্বীয় "মুস্তাখাবুত-তাওয়ারীখ” নামক গ্রন্থে ফৈযীর যেই চিত্র 
অংকন করেছেন তার ভেতর থেকে অতিশয়োক্তি ও শব্দের কচকচানীর অং 
বাদ দিলেও তাঁর (ফৈমীর) মুক্তবুদ্ধি ও স্বাধীন চিন্তাধারার ব্যাপারে কোনরূপ 
সন্দেহের অবকাশ থাকে না। মওলানা শিবলী ১5! ১.৬ নামক গ্রন্থে ফৈযীর 
অনুকূলে জোর ওকালতি করেছেন। এরপরও তিনি লিখছেন ৪ 

“তিনি উদার, স্বাধীন চিন্তা ও মুক্তবুদ্ধির অধিকারী ছিলেন৷ তিনি জানতেন 
যে, গোড়া ও পক্ষপাতদুষ্ট মৌলভীরা ধর্মের যে অবস্থা তৈরী করে রেখেছে তা 
ইসলামের প্রকৃত চিত্র নয়। শী'আ-সুন্নীর বিবাদকে তিনি প্রকৃত ধর্মের সঙ্গে 
সম্পর্কহীন মনে করতেন। এই ঘরোয়া ছন্দ্কে তিনি বিদ্বপ করতেন। এরপর 
মোল্লা বদায়ুনী তার লেখা থেকে কতিপয় উদ্ধৃতি পেশ করেছেন যার ভেতর 
ঠাটটা-মস্করার উপাদান রয়েছে।১ বদায়ূনী লিখছেন যে, ফৈধী ও আবুল ফযল জ্ঞান 
চর্চার মাহফিল কায়েম করান যে মাহফিলে দরবারীরা প্রকাশ্যে দেখতে পেত যে, - 
এসব পক্ষপাতদুষ্ট লোকগুলোর নিকট অভিশাপ বর্ষণ ও কুফরী ফতওয়া প্রদান 
ব্যতিরেকে আর কোন হাতিয়ার নেই৷” 


১,৮৯৭] ০৯ তয় খণ্ড, ৪৯-৫০ পৃ. । 


৬৮ হযরত মুজাদ্দিদ আলফেছানী (র) 

মনে হয় ফৈবীর জীবনকালেই তীর এই ধর্মদ্রোহিতামূলক ধ্যান-ধারণার 
শোহরত সর্বত্র ছড়িয়ে পড়েছিল। লোকে তীর মৃত্যুর যে তারিখ বের করেছেন তা 
থেকে এটাই প্রকাশ পায়। তীর মৃত্যুর বর্ণনাও বেশ শিক্ষণীয় ।১ 

আবুল ফযলও তার অপার মেধা, সৃষ্টিশীলতা এবং বিভিন্ন বিষয়ে জ্ঞানের 
ক্ষেত্রে ছিলেন ব্যতিক্রমী প্রতিভা । যেমন তীর জৌষ্ট ভ্রাতা ফৈষী কাব্য ক্ষেত্রে পূর্ণ 
শক্তি-সামর্থের অধিকারী ছিলেন, তেমনি লেখনী ও রচনাশক্তিতেও তীর তুলনা 
ছিলেন তিনি নিজেই । *আকবরনামা'র তৃতীয় খণ্ডের ৮৩-৪ পৃষ্ঠায় তিনি লিখছেন 
যে, অল্প বয়সেই তীর ভেতর আত্মমহংকার, আত্মপ্রদর্শনী ও তাকলীদের বিরুদ্ধে 
পাগলামী সৃষ্টি হয়ে গিয়েছিল।”২ 

৯৮১ হিজরীতে তিনি আগায় শাহী দরবারে প্রবেশ করেন এবং আয়াতুল 
কুরসীর তাফসীর সম্াটকে পেশ করেন। অতঃপর ৯৮২ হিজরীতে সূরা আল- 
ফাতাহর তাফসীরের হাদিয়া পেশ করেন এ সবের মাধ্যমে সম্রাটের সঙ্গে তার 
সখ্যতা ও নৈকট্য ক্রমান্বয়ে বৃদ্ধি পায়। এমনকি তিনি মন্ত্রীত্বের ন্যায় মহা 
গৌরবমণ্তিত পদ ও সর্বময় ওকালত লাভ করেন। তার সর্বাধিক কৃতিত্বপূর্ণ 
অবদান তদরচিত “আইঈন-ই আকবরী” নামক সুবৃহৎ গ্রন্থটি । আঈন-ই আকবরী 
সাংস্কৃতিক, পারিবারিক, জ্ঞানগত ও ধর্মীয় অবস্থা ও ঘটনাবলীর দর্পণ মনে 
করতে হবে৷ তার অপর উল্লেখযোগ্য কীর্তি “আকবরনামা”ত যা ভারতবর্ষের 
তায়মূরী সুলতানদের জীবনকাহিনী সম্বলিত । এ ছাড়া ইনশা-ই আবুল ফযল বা 
আবুল ফযল পত্র ও রচনা-সমগ্ধ নামে তার চিঠিপত্রের সংকলন ও অপরাপর 
রচনাসমুহ রয়েছে। ১০১১ হিজরীতে জাহাঙ্গীরের ইঙ্গিতে বীর সিংহ দেব তকে 
হানার ততট আাররততে উনি হর তদ ব্যাচ অহ 
বিসর্জন করেন। 


১, মুস্তাখাবুত তাওয়ারীখ, ২য় খণ্ড, পৃ. ৪০৫ ও ৪০৬, ফৈষীর ধর্ম সম্পর্কে পর্যালোচনা মওলভী 
মুহাম্মদ হুসায়ন আধাদকৃত দরবারে আকবরী, ৪৭১ পৃ. দ্র. । 

২. বাযূমে তার়মূরিয়্যা ১৬৩ পৃ. । 

৩..“আকবরনামা” সম্পর্কে প্রখ্যাত ফরাসী মনীষী (৭772 0৩ ৬৪9 লিখেছেন £ এটি এমন 
এক জ্ঞান-ভাণ্ডার খা নিয়ে প্রাচ্য সংস্কৃতি গর্ব করার অধিকার রাখে। যে সব মানুষের মেধা 
এই বৃহৎ কলেবরের গ্রন্থের মাধ্যমে নিজেদের পরিচয় পেশ করেছে তাদের সরকার ও 
ব্যবস্থাপনা বিষয়ে নিজেদের যুগের অথবর্তী মনে হয় । Cora de vaux, 5 
SEURS DEL ISLAM-Paris 1921. 


আকবরের শাসনামল এবং তাঁর পরস্পর বিরোধী শাসনকাল | ৬৯ 


ডঃ মুহাম্মদ বাকির উর্দু দাইরাঃ মা"আরিফ-ই ইসলামিয়্যাঃ -তে “আবুল 
ফষল" "নাসক নিবন্ধে বলেন £ 
“আবুল ফযল সম্রাট আকবরের ধর্মীয় আকীদা-বিশ্বাস ও ধ্যান-ধারণার 
মধ্যে বেশ ভালরকম প্রভাব জীকিয়ে বসেছিলেন। অনন্তর সম্রাট আকবর যখন 
৯৮২ হিজরীতে (১৫৭৫ খৃ.) ফতেহপুর সিক্রীতে বিভিন্ন ধর্মের আলিম-উলামা, 
জ্ঞানী-গুণী ও পণ্ডিতদের আলোচনা শোনার জন্য ইবাদতখানা কায়েম করেন 
তখন আবুল ফঘল উক্ত আলোচনা মাহফিলে শরীক হতেন এবং সর্বদা আকবরের 
‘আকীদা-বিশ্বাসের প্রতি আনুকুল্য প্রদর্শন করতেন। এমনকি তিনি আকবরকে 
বুঝিয়েছিলেন যে, ধর্ম সম্পর্কে সম্রাটের দৃষ্টিভঙ্গি সমসাময়িক আলিম-উলামার 
তুলনায় অনেক বেশি উত্তম ও শ্রেষ্ঠ। ১৫৭৯ খৃ.-এ শাহী দরবার থেকে একটি 
পত্র জারী করা হয় যে, মযহাবী আলিমদের মতভেদ ও মতানৈক্যসমুহ নিরসনের 
"লক্ষ্যে সম্বাটই হবেন চূড়ান্ত ফয়সালাকারী। ইবাদতখানার অনুষ্ঠিত আলোচনা 
মাহফিলই আকবরের মনে একটি নতুন ধর্ম উদ্ভাবনের ধারণা জন্ম দেয় এবং 
১৫৯২ খু.- -এ "দীন-ই ইলাহীর” বুনিয়াদ রাখে । অন্যদের ন্যায় আবুল ফলও এ 
নতুন ধর্ম কুবল করেন ।”১ 
মাআছিরু"ল-উমারা নামক গ্রন্থে বলা হয়েছে যে, 'জান্নাত-ই মাকানী’ অর্থাৎ 
সম্বাট জাহাঙ্গীর স্বয়ং লিখছেন যে, “শায়খ আবুল ফযল আম্মার পিতার মলে এ 
ধারণা বদ্ধমূল করে দিয়েছিলেন যে, জনাব রাসূলুল্লাহ্‌ (সা.)-এর ছিল অনুপম 
বাকপটুতু আর কুরআন ছিল তাঁরই কালাম । এ জন্য যখন তিনি (আবুল ফযল) 
দাক্ষিণাত্য থেকে আসছিলেন তখন আমি বীর সিংহ দেবকে তাকে হত্যা করতে 
বলি। এরপর আমার পিতা এই 'আকীদা-বিশ্বীস থেকে বিরত হন ।”২ 
কিন্তু এ সম্পর্কে সর্বাধিক নির্ভরযোগ্য ও বিশ্বস্ত সাক্ষ্য স্বয়ং আবুল ফযলের 
একটি বাক্য থেকে পাওয়া যাবে । এ থেকে বুঝা যায় যে, তিনি তীর জ্ঞান ও 
মেধার সাহায্যে সম্রাটের মনোবাঞ্থাকে জ্ঞানগত পোশাকে সুশোভিত করা, তাকে 
শা্রীয় অস্ত্রে সুসজ্জিত করা এবং সম্রাট আকবরকে সাম্রাজ্যের শাসনকর্তা থেকে 
যমানার ইমাম এবং হাদিয়ে দাওরান-এর উচ্চতর পদে পৌছুতে যে কীর্তি 


১. উর্দু দাইরাঃ মা'আরিফে ইসলামিয়্যাঃ, ১খ. ৮৮৯-৯০ পৃ. | 

২. সায়্যিদ সাবাহুদ্দীন আবদুর রহমান লিখেছেন যে, তুয়ুক-ই জাহান্গীরীর নওল কিশোর সংস্করণে 
সম্রাট জাহাঙ্গীরের এই বর্ণনা নেই। কিন্তু মেজর ডেভিড প্রাইস কৃত এর ইংরেজী অনুবাদ 
থেকে উক্ত বর্ণনা সমর্থিত হয় (৫৩-৫৪ পু.) ।-বায্‌মে তায়মূরিয়্যাঃ, ১১৬ পৃ. । 


৭০ হযরত মুজাদ্দিদ আলফেছানী (র) 
আনজাম দিয়েছিলেন এ জন্য তার বিবেক পরিতৃপ্ত ছিল না । তিনি কখনো 
কখনো আপন জীবন ও.সজাগ-সচেতনতার পরিচয় দিতেন। . খান-খানানকে 
লিখিত এক পত্রে তিনি এ সম্পর্কে লিখছেন ৪ 

“এই বেদনাদায়ক কাহিনীর একটি মা'মূলী দুঃখজনক দিক হল এই যে, 
লেখক (আবুল ফযল) অর্থহীন ব্যস্ততার জাহান্নামে ফেসে গিয়ে আল্লাহ্‌র 
গোলামীর মর্যাদা থেকে ছিটকে যেয়ে প্রকৃতির গোলামে পরিণত হয়েছে এবং এর 
(ধ্বংসের) এতটা কাছাকাছি পৌছে গেছে যে, তাকে খোদার বান্দার পরিবর্তে 
টাকা-পয়সার গোলাম বলা হচ্ছে।....... সে এই লেখনীর ভেতর তার এই 
শোক প্রকাশ করছে এবং উপলব্ধি করছে যে, দুনিয়ার বুকে অতিক্রান্ত এ 
তেতান্নিশ বছরের বোকামীপ্রসূত দৌড়ঝাপ থেকে বিশেষত সেই বারো বছরের 
টানাপোড়েন ও দ্বন্থ-সংঘাত' থেকে যা কোন পরিক্রমা ও যুগ-প্রবাহের সাহচর্ষে 
কেটেছে, আমার ভেতর না সহ্য শক্তি আছে, না আছে এড়িয়ে চলার ও পরহেয 
করার শক্তি। আমি একে লিখিত আকারে এনে প্রকাশ্যে তা স্বীকার করছি।” 

or parle 5 এ লিন A এ 3৭৪ SS শি ane 
2 apn Sl টা নি Sl El 0৪০৮5 5 Fs 

আমি যে প্রেম থেকে এড়িয়ে চলব সে ধৈর্য আমার নেই; এ ভাগ্যও 

নেই যে, আমি বন্ধুর সাথে মিলিত হব। 

আমি যে ভাগ্যের ফয়সালার সাথে হাত মেলাব সে হাত আমার নেই, আর 

মাঝখান থেকে যে পালিয়ে যাব সে পাও আমার নেই। 


রাজপূত রাণীদের প্রভাব 


সম্রাট আকবরের জন্য এক বিরাট পরীক্ষার ব্যাপার এবং ইসলাম থেকে 
তীর মন-মেধাজ বিষুক্ত হবার একটি শক্তিশালী কারণ ছিল এই যে, সাম্রাজ্যকে 
সুসংহত করার নিমিত্তে তিনি রাজপৃত রাজন্যবর্গের সাথে সম্বন্ধ স্থাপন করেন 
এবং তাদেরকে সাম্রাজ্যের সর্বোচ্চ পদে নিযুক্ত করেন। তাদের পূর্ণ আস্থা লাভের 
জন্য এবং তাদেরকে এক দেহে লীন করবার জন্য এমন সব কাজ করেন যা তার 
পূর্ববর্তী সুলতানগণ তখন অবধি করেন নি। যেমন গরু ষবাহ্‌র উপর নিষেধাজ্ঞা 
আরোপ, সূর্যের দিকে মুখ করে বসে ঝরোকা দর্শন, দাড়ি মুগুন, ভদ্রা করানো, 
কপালে তিলক লাগানো, হিন্দু রাণীদের সাথে মিলে সর্বপ্রকার হিন্দুয়ানী প্রথা ও 
১. আবুল ফলের রচনাসমগ্র, দ্বিতীয় দফতর, ১০২ পৃ. (লাখনৌ) ৮৮৩ খৃ । 


আকবরের শাসনামল এবং তাঁর পরস্পর বিরোধী শাসনকাল ৭১ 


আচার-অন,ষ্ঠানে অংশ গ্রহণ ইত্যাদি। আকবরের এক স্ত্রী ছিল রাজা বিহারী 
মলের কন্যা এবং রাজী ভগবান দাসের বোন। দ্বিতীয় স্ত্রী যোধপুরের রাণী ও 
জাহাঙ্গীরের মা যোধাবাই। কোন কোন ইতিহাসে এভাবেই বলা হয়েছে। কিন্তু 
অধিকাংশ এঁতিহাসিকের গবেষণাপ্রসুত সিদ্ধান্ত এই যে, ইনি জাহাঙ্গীরের স্ত্রী 
এবং শাহজাহানের মাতা ছিলেন। এই সব হিন্দু রাণী এবং তাদের মাধ্যমে ও 
আত্মীয়তার কারণে তাদের ভাই ও আত্মীয়-বান্ধবদের সম্রাটের উপর বেশ প্রভাব 
ছিল আর এটা ছিল খুবই স্বাভাবিক । আকবরের দীন ও ধর্মের প্রাসাদের মধ্যে 
সর্বপ্রথম যে ধস নামে তা এই সম্পর্কেরই পরিণতি ছিল। 

এই সংক্ষিপ্ত বিবরণের বিস্তারিত বর্ণনা এই যে, মথুরার কাযী আবদুর রহীম 
একটি মসজিদ নির্মাণের উদ্দেশ্যে প্রয়োজনীয় সাজ-সরঞ্জাম জমা করেন। কিন্তু 
কাছের এক ব্রাহ্মণ রাতারাতি সে সব সাজ-সরঞ্জাম উঠিয়ে নিয়ে মন্দির নির্মাণে 
লাগিয়ে দেয়। মুসলমানরা তাকে জিজ্ঞাসাবাদ করলে সে ইসলাম এবং 
ইসলামের নবী সরওয়ারে কায়েনাত সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লামের শানে 
গোস্তাখী করতে থাকে । কাষী আবদুর রহীম সদরুস-সুদূর শায়খ আবদুন-নবীর 
আদালতে বিষয়টি পেশ করেন। শায়খ আবদুন-নবী তার নামে তলবী নোটিশ 
জারী করেন। তদন্তে দেখা গেল যে, ঘটনাটি আসলে সত্য ৷ এতে সদরস-সুদূর 
তাকে মৃত্যুদণ্ড প্রদান করেন। কিন্তু সেই ব্রাহ্মণ রাণী যোধাবাঈ-এর পুরোহিত 
ছিল। রাণী সম্রাটের উপর চাপ প্রয়োগ করছিল যেন তিনি মৃত্যুদণ্ডের হাত থেকে 
তাকে প্রাণে রক্ষা করেন। সম্রাট আদালতের কার্যক্রমে হত্তক্ষেপ এবং সেই সাথে 
সদরুস-সুদূরকে অসন্তুষ্ট করতে চাচ্ছিলেন না। সদরুস-সুদূর মৃত্যুদণ্ড কার্যকর 
করেন। কিন্তু এতে করে ব্যাপারটা নিষ্পত্তি হবার পরিবর্তে আরও জটিল আকার 
ধারণ করে। বদায়ুনীর ভাষায় ৪ 

“ভারতের এ সব রাজন্যবর্ণের দুহিতারা এই বলে সম্রাটের কানভারী করে 
যে, তিনি (সম্রাট) মোল্লাদেরকে এমনভাবেই মাথায় তুলেছেন যে, তারা সম্ত্রা- 
টের ইচ্ছারও কোন পরওয়া করেন না। দরবারে এই প্রশ্ন উত্থাপিত হয় যে, 
হানাফী মযহাবে রসূল (সা)-এর গালি প্রদানকারী শাস্তি মৃত্যুদণ্ড নয়। এইজন্য 
এই পদক্ষেপ গ্রহণ সেই মযহাবেরও বিপরীত যে মযহাবের আইন এই দেশে 
চলে।” 


ইজতিহাদ ও ইমামতনামা 
এটাই ছিল সুবর্ণ সুযোগ যখন মোল্লা মুবারক সম্রাটের সহায়তা করেন এবং 
সেই গুরুতৃপুর্ণ ও খতিহাসিক রাজকীয় ঘোষণা তৈরী করেন যা সম্রাট আকবর 


৭ হযরত মুজাদ্দিদ আলফেছানী রে) 
এবং তীর সাম্রাজ্যের গতিধারা পাল্টে দেবার ক্ষেত্রে ভিত্তি প্রস্তর হিসাবে প্রমাণিত 
হয় ঘাকে মামির লাহিক ধম্রোরিহা়ণাটা প্রাসাদের সদর দা বলা 
io ie ik SALA 
বেশি এবং হযরত সুলতানে কাহ্‌ফুল-আনাম, রা গোটা বিশ্বের 
উপর আল্লাহ্‌র ছায়া আবুল-ফাত্হ জালালুদ্দীন মুহাম্মদ আকবর বাদশাহ গাধী, 
যিনি সর্বাধিক ন্যায়বিচারক, বিচক্ষণ, বুদ্ধিমান ও জ্ঞানী, এরই ভিত্তিতে এমন 
সব দীনি মসলা তথা ধৰ্মীয় সমস্যায় যে সবের মধ্যে মুজতাহিদগণ পরস্পর ভিন্ন 
মত পোষণ করেন, যদি তারা নিজেদের প্রোজ্জল মেধা (৮53) এবং যথার্থ 
.অভিমতের আলোকে মানুষের আসানীকে সামনে রেখে কোন একটি দিককে 
অগ্ৰাধিকার প্রদান করত তাকেই নির্দিষ্ট করে দেন এবং এর ফয়সালা করেন তবে 
এমতাবস্থায় সম্রাটের এই ফয়সালা অকাট্য ও সর্বসম্মত হিসাবে অভিহিত হবে 
এবং প্রজাবর্গ ও সর্বসাধারণের উপর এর . অনুসরণ চূড়ান্ত ও অপরিহার্য 
বিবেচিত হবে ।” 

এই রাজকীয় ঘোষণা ৯৮৭ হিজরীর রজব মাসে তৈরী করা হয় এবং সমগ্র 
সাগ্্রাজ্যে কার্যকর ও বলবত করা হয়। সম্রাটের ইঙ্গিতে তামাম উলামা এই 
ঘোষণায় দস্তখত করেন। ঘোষণার আলোকে সম্রাট ইমাম মুজতাহিদ, যার 
আনুগত্য বাধ্যতামূলক ও আল্লাহ্‌র খলীফা হিসাবে অভিহিত হন এবং এটাই সেই 
সফরের সূচনা-বিন্দু যা শুধু ইসলাম থেকেই মুখ ফিরায়নি বরং এর থেকে 
শত্রুতা ও মতভেদে গিয়ে তা পূর্ণতা প্রাপ্ত হয়। 


এক নজরে রাজকীয়.ঘোষণা 

সমসাময়িক সুলতান ও ক্ষমতাসীন ব্যক্তিবর্গের প্রতি শর্তহীন সাহায্য- 
সমর্থন, তাদের পদস্বলন ও নিয়ম-নীতিহীনতার ব্যাখ্যা-বিশ্লেষণ এবং তাদের 
নিবর্তনমূলক বিধি-বিধানসমূহ (এবং কোন কোন সময় ইসলামকে সুস্পষ্টভাবে 
ক্ষতিগ্রস্ত ও তাকে বদনামকারী), ভুল পদক্ষেপ ও পরিকল্পনাসমূহের জন্য তাত্ত্বিক 
প্রমাণপঞ্জী এবং ফিকহী ও কালামশান্ত্রীয় সনদ সরবরাহ করার নজীর দ্বারা 
মুসলিম সাম্রাজ্যের দীর্ঘ ইতিহাস মুক্ত নয়। সমসাময়িক “আলিম-উলামা ছারা 


১. এই ঘোষণার সম্পূর্ণ মূল অংশ শ মুস্তাখাবুত তাওয়ারীখ, ২য় খণ্ড, ২৭১-৭২ পৃ.; তাবাকাত-ই 
কুবরা, ৩৪৩-৪৪ পৃ. দেখা যেতে পারে। নুষহাতুল খাওয়াতির-এ এর পুরো আরবী 
তরজমা রয়েছে। 


আকবরের শাসনামল এবং তাঁর পরস্পর বিরোধী শাসনকাল ES 
বারবার পদস্থলন ও ভুল সংঘটিত হয়েছে এবং তারা (কোন ইখতিয়ারী বা 
ইচ্ছাকৃত মুসলিহাত কিংবা কোন অনিবাৰ্য প্রয়োজনের কারণে) স্বীয় পদমর্যাদা ও 
অবস্থানের পরিপন্থী কাজ করেছেন। কিন্তু এ রকম সমসাময়িক সম্রাটের 
পৃষ্ঠপোষকতা বরং দীন ও শরীয়তের পরিপন্থী পরিকল্পনা গ্রহণের ধারাবাহিকতায় 
এই ঘোষণার১ যা শায়খ মুবারক সম্রাট আকবরের জন্য তৈরী করেছিলেন, খুব 
কমই তুলনা মিলবে। এতে (অর্থাৎ এই ঘোষণায়) এমন একজন যুবক সম্রাটকে 
মুজতাহিদ থেকেও উচ্চ মর্যাদা দেওয়া হয় এবং মুজতাহিদদের ইখতিলাফী 
মসলার ক্ষেত্রে তাকে অগ্রাধিকার ও নির্বাচনের অধিকার প্রদান করা হয়? তাকে 
সর্বাধিক ন্যায়পরায়ণ, বুদ্ধিমান ও বিজ্ঞ মেনে নেওয়া হয় যিনি ছিলেন একেবারেই 
নিরক্ষর, যার স্বভাবে প্রথম থেকেই নিয়ন্ত্রণহীনতা ও সীমাতিরিক্ত স্বাধীনতা 
রয়েছে, ইসলামের 'আলিম-উলামা' এবং দীন ও শরীয়তের ব্যাখ্যাতাদের উপর 
থেকে যার আস্থা ও বিশ্বাস উঠে গিয়েছিল এবং স্বীয় দরবার ও আপন গৃহের 
হিন্দুয়ানী পরিবেশ দ্বারা যিনি গভীরভাবে প্রভাবিত এবং দ্রুততার সঙ্গে হিন্দু ধ্যান- 
ধারণা ও আচার-অনুষ্ঠান গ্রহণের দিকে ধাবিত, যিনি সাম্রাজ্যের একচ্ছত্র নিয়ন্ত্রণ 
ও পূর্ণ ক্ষমতার মালিক, এর ফায়দা কেবল প্রবৃত্তিজাত কামনা-বাসনা কিংবা 
খের়াল-খুশীর অধিকারী অথবা এ সমস্ত দরবারী আলিম-উলামা পর্যন্ত পৌছুত 
যারা সম্রাটের নামে এবং তৎ্প্রদত্ত বিধি-বিধান ও ফরমানাদির আড়ালে স্বাধীনতা 
ও উচ্ছৃখলভার পরিবেশ সৃষ্টি করতে চাইত, ইসলামী শারী'আকে ক্রীড়া- 
কৌতুকে পরিণত করতে চাইত কিংবা নিজেদের পুরনো শক্রু বা প্রতিপক্ষ থেকে 
প্রতিশোধ গ্রহণের খাব দেখত ৷ শায়খ মুবারকের মত তীক্ষধী ও সতর্ক মানুষের 
পক্ষে এই পদক্ষেপের ফলাফল ও পরিণতি চোখ এড়িয়ে যাবার মত নয়। এ জন্য 
এর ব্যাখ্যা দেওয়া বড় কঠিন যে, এই ঘোষণার পেছনে কি পরিকল্পনা কাজ 
করছিল? একজন দূরদর্শী এঁতিহাসিক ধার এ ধরনের পদক্ষেপের ফলাফল ও 
পরিণতির উপর দৃষ্টি রয়েছে আজ মোল্লা মুবারকের আত্মাকে সম্বোধন করে 
বলতে পারে ৪ 


cel Goll 49১ ৬০৩ ০৩২১০ ৪২ GIS Y AS ০৩ 


“যদি তোমার এই কর্মপন্থীর স্বাভাবিক ফল তুমি না জেনে থাকো তবে তা 
এক দুঃখজনক ব্যাপার । আর যদি তুমি জেনেশুনে এ কাজ করে থাক 
তাহলে তা আরও বেশী বিস্ময়কর ও দুঃখজনক ৷” 


7 এই ঘোষণা প্রকাশের সময় আকবরের বয়স ছিল ৩৮ বছর । 


৭৪ হযরত মুজাদ্দিদ আলফেছানী (র) 
মাখদুসুল-মুল্ক এবং সদরু"স-সুদূর-এর পতন 

এই ঘোষণা প্রকাশ, মোল্লা মুবারকের তাত্বিক পৃষ্ঠপোষকতা এবং তীর 
উপযুক্ত দুই পুত্র ফৈথী ও আবুল ফখলের দরবারে আসা-যাওয়ার পর মখদুমু'ল- 
মূলক মোল্লা আবদুল্লাহ সুলতানপুরী এবং সদরু'স-সুদূর মওলানা 'আবদুননবী 
গনূহীর পতন শুরু হয়ে যায়। মখদুমু'ল-ুল্ক এবং শায়খ আবদুননবী দরবারের 
এই নতুন রঙ দৃষ্টে নিজেদেরকে গৃহকোণে গুটিয়ে নেন। এরপর একদিন 
তাদেরকে জোর করে দরবারে আনা হয় এবং জুতার সারিতে বসতে দেওয়া 
হয় ।১ মখদুয়ু'ল-সুল্ক হিজায গমনের হুকুম পান। ৯৮৭ হিজরীতে তিনি হিজায 
গমন করেন। সেখানকার উলামায়ে কিরাম তীকে সাদর অভ্যর্থনা জানান এবং 
উত্তাযু'ল-“উলামা শায়খ শিহাবুদ্দীন আহমদ ইবনে হাজার হায়তামী মক্কী তাকে 
অত্যন্ত সসম্মানে গ্রহণ করেন। মক্কা মু'আজ্জমায় প্রায় তিন বছর কাল অবস্থান 
করত তিনি ভারতে প্রত্যাবর্তন করেন। কিন্তু গুজরাট পৌঁছুতেই তাকে বিষপ্রয়োগ 
করা হয় এবং ৯৯০ হিজরীতে তিমি সেখানেই ইনতিকাল করেন। সম্রাটের 
ইঙ্গিতেই যে তার বিষপ্রয়োগ ঘটেছিল এর বহু প্রমাণ রয়েছে। খাফী খান তদীয় 
মা'আছিরু'ল-উমারা গ্রন্থে এর স্পষ্ট বিবরণ দিয়েছেন।২ 

শায়খ আবদুন্নবীও হিজায গমনের অভিলাষী ছিলেন। কিছুকাল সেখানে তিনি 
অবস্থানও করেন। কিন্তু মনে হয় তিনি তার পূর্ব প্রভাব-প্রতিপত্তি ও পদমর্যাদা 
বিস্মৃত হতে পারেন নি। তিনি ভারতবর্ষে আসেন এবং সম্বাটের ক্ষমা ভিক্ষা চান। 
মোল্লা আবদুল কাদিরের বর্ণনা যে, সম্রাট রাজা টোডর মলকে তার সঙ্গে বুঝা- 
পড়া করে নিতে বলেন। রাজা তাঁকে বন্দী করেন ও নির্যাতন- নিপীড়নের শিকারে 
পরিণত করেন। এই অবস্থায় তিনি মৃত্যুমুখে পতিত হন। কিন্তু মা'আছিরু'ল- 
উমারার বর্ণনা মতে সম্রাট তীর ব্যাপারটা আবুল ফযলকে সোপর্দ করেন। আবুল 
ফযল তাকে গলা টিপে হত্যা করেন ।৩ 


আলফেছানীর প্রস্তুতি এবং দীনে ইলাহীর প্রচলন 


সম্রাটকে স্বাধীন মুজতাহিদ মুজতাহিদ মুতলাক) ও সত্যপথী অনুসরণীয় 
ব্যক্তিত বানিয়ে দেবার পর দ্বিতীয় পদক্ষেপ ছিল এই যে, ইসলামের আবির্ভাব ও 
প্রকাশের পর এক হাজার বছর অতিক্রান্ত হচ্ছে এবং দ্বিতীয় সহগ্রাব্দের সূচনা 


৩ণ্রাগুজ, ৪র্থ খণ্ড। 


আকবরের শাসনামল এবং তাঁর পরস্পর বিরোধী শাসনকাল + ৭৫ 


হচ্ছে। এই নতুন হাজার বছর থেকে পৃথিবীর এক নতুন বয়স শুরু হচ্ছে। এর 
জন্য একটি নতুন দীন (ধর্ম), এক নতুন আইন, একজন নতুন শরীয়ত (আইন) 
রচয়িতা এবং একজন নতুন শাসক চাই আর এর জন্য আকবরের মত রাজমুকুট 
ও দগমুণ্ডের মালিক, ন্যায়বিচারক ইমাম (নেতা) ও বুদ্ধিমান অপেক্ষা অধিকতর 
উপযোগী আর কেউ নেই। মোল্লা আবদুল কাদিরের ভাষায় 8 

“সম্রাটের মস্তিষ্কে যেহেতু একথা বদ্ধমূল হয়ে গিয়েছিল যে, ইসলামের 
পয়গ্ধরের আবির্ভাবের মুদ্দতের হাজার বছর পূর্তি হয়ে গেছে যা এই দীনের 
স্বাভাবিক বয়স, অতএব তার অন্তরের প্রচ্ছন্ন চাহিদা ও দাবী প্রকাশে এখন আর 
কোন প্রতিবন্ধকতা রইল না।”১ 

এই ফয়সালার পর সেই সমস্ত পরিবর্তন শুরু করে দেওয়া হয় মার ফলে 
রাষ্ট্রের মধ্যে এই ধারণা ব্যাপক ও দৃঢ়মূল হয়ে যায়। অনন্তর মুদ্রার উপর (যা 
প্রত্যেকের হাতে গিয়ে পৌছে এবং যার চেয়ে বড় কোন ইশতিহার হয়না) 
'আল্ফ'-এর তারিখ মুদ্রণ করা হয়।২ বিশ্ব ইতিহাসে একটি পার্থক্য 
নিরুপণকারী বিভাজন রেখা কায়েম করার জন্য এবং একে দু'টি মধ্যবর্তী 
সময়ের মধ্যে বন্টন করার জন্য “তারীখে আলফী” নামে একটি নতুন তারীখ 
তথা দিনপঞ্জী সংকলন ও সম্পাদনের কাজ আলিমদের একটি বোর্ডের উপর 
সোপর্দ হয়। এতে হিজরী বর্ষের পরিবর্তে তিরোধানের কথা উল্লেখ করা হয়। 
লোকের মন-মস্তিষ্কে একথা বসিয়ে দেবার চেষ্টা করা হয়েছিল যে, 

“সেই যুগ-নায়কের সময় এসে গেছে যিনি হিন্দু-মুসলমানের বাহাত্তর 
ফের্কবার মতভেদ মেটাবেন আর তা সম্রাটের পবিত্র সত্তার গুণ ।”৩ 

এথেকেই আকবর শাহীর দীন-ই ইলাহীর সূচনা ঘটে যার ভেতর ছিল 
তত্তহীদের পরিবর্তে (সূর্য উপাসনার আঙ্গিকে) প্রকাশ্য শির্ক,নক্ষত্র পূজা, মৃত্যু 
পরবর্তী পুনরুখান বিশ্বাসের পরিবর্তে জন্মান্তরবাদে বিশ্বাস। আকবর তেৎকর্তৃক 
প্রবর্তিত দীনে ইলাহীতে) দস্তুর মত বায়'আত গ্রহণ করতেন । এই ধর্মে দাখিল 
হবার জন্য দাখিল হতে ইচ্ছুক ব্যক্তি থেকে যে কালেমা পড়ানো হত ভাতে 'লা- 
ইলাহা ইল্লাল্লাহ্‌’র সঙ্গে ‘আকবার খালীফাতুল্লাহ' (আকবর আল্লাহ্‌র খলীফা ) ও 
শামিল করা হত। কলেমার সাথে একটি ইকরারনামা থাকত যেখানে বলা হত ৪ 


১, মুন্তাখাবুত তাওয়ারীখ, ৩০১ পৃ । 
২. প্রাগুক্ত । 
৩, প্রাগুক্ত, ২৭৯ পৃ. । 


. এ হযরত মুজাদ্দিদ আলফেছানী রে)' 

“আমি আমার একান্ত অভিলাষ,. উৎসাহ ও আন্তরিক আগ্রহে অপ্রাকৃত ও 
অন্ধ আনুগত্যমূলক ধর্ম ইসলাম থেকে যে ধর্ম সম্পর্কে বাপ-দাদা থেকে শুনেছি 
ও দেখেছি, সেই ধর্ম থেকে নিজেকে বিমুক্ত ও বিচ্ছিন্ন করছি এবং আকবরশাহী 
দীনে ইলাহীতে দাখিল হচ্ছি এবং এই দীনের ইখলাসের চারটি ধাপ অর্থাৎ 
তরক-ই মাল (ধন-সম্পদ বিসর্জন), তরক-ই জান (আত্মবিসর্জন), তরক-ই 
নামুস ও ‘ইযযত (মান-সম্গান বিসর্জন) এবং তরক-ই দীন (দীন বিসর্জন) কে 
কবুল করছি।”১ 

এই দীনে দৌনে-ই ইলাহীতে) সৃদ, জুয়া, শুকর মাংস বৈধ ছিল এবং গরু 
যবাহ নিষিদ্ধ ও বিবাহ আইন সংশোধন করা হয়েছিল । পর্দা ও খাতনা প্রথা 
নিষিদ্ধ ছিল। দেহ ব্যবসাকে সুসংহত করা হয়েছিল এবং এর জন্য স্থান নির্ধারণ 
করে দেওয়া হয়েছিল, এর জন্য আইন বানিয়ে দেওয়া হয়েছিল। মৃতের দাফন 
ক্রিয়ার মধ্যেও সংশোধন আনা হয়েছিল। মোটকথা একটি স্থায়ী ভারতীয় 
আকবরী ধর্ম সংকলিত হয়েছিল যার ভেতর মানবীয় স্বভাব-প্রকৃতির প্রাচীন 
আইন মুতাবিক এই দীন ও জীবন-পদ্ধতির পাল্লা ছিল অবনমিত যে দিকে 
স্বাভাবিক ঝৌক বা প্রবণতা এবং প্রবৃত্তির তৃপ্তির উপকরণ ছিল এবং বহির্দেশীয় 
জাতীয় ও রাজনৈতিক স্বার্থ এর অগ্থাধিকারের অনুকূলে ছিল।২ 


সম্রাট আকবরের ধর্মীয় ও মেযাজগত বিকৃতি এবং এর চুড়ান্ত পরিণতি 
আকবরের এই ধর্মীয় ও মেযাজী বিকৃতি ও বিপর্যয় কোন স্তরে গিয়ে 

পৌছেছিল তা নিরুপণে আমরা সর্বপ্রথম আকবরের বুদ্ধিবৃত্তি ও বোধ-শক্তি যার 

কাছে বাঁধা প্রড়ছিল সেই আবুল ফল 'আল্লামীর উদ্ধৃতি পেশ করব । এগুলো 

সেই সামগ্রিক পরিবর্তন ও বিকৃতির বিভিন্ন পর্যায় যা আবুল ফযলের বিবরণে ও 

বর্ণনায় পাওয়া যায়। সেগুলোকে একত্র করলে সেই অগ্নি-শৃঙ্খলের কিছুটা কল্পনা 

করা যাবে যা সেই সময় ইসলামের গলায় নিক্ষেপ করা হয়েছিল । 

১. মুস্তাখাবুত তাওয়ারীখ, ২৭৩ পৃ, । 

২. এই উদারতাও সকলের সঙ্গে শাত্তি-সমঝোতার আন্দোলন অথবা নতুন ধর্ম ও আইনে 
ইসলাম ও হিন্দু ধর্মের সঙ্গে সমান আচার-আচরণ কায়েম থাকেনি। স্বাভাবিকভাবেই এই 
ধর্ম ও ফের্কার পাল্লা ঝুকে যায় খার প্রতি দরবারে প্রভাব এবং স্বভাবে ঝৌক ছিল। 
ভারতবর্ষের সংক্ষিপ্ত ইতিহাস-এর লেখক ডব্লিউ এইচ মোরল্যাড এবং এ. সি. চ্যাটার্জি এ 


আইনগুলো ইসলাম ধর্মের তুলনায় হিন্দু ধর্মের অনুকূলে ও সমর্থনেই বেশী হত। তীর এই 
কর্মকৌশল ফলপ্রসূ হয়। ; 


আকবরের শাসনামল এবং তাঁর পরস্পর বিরোধী শাসনকাল . ৭৭ 


sms ০89 205১২ oka ৬০৯ ২৪৯৩ 
অগ্নিপুজা ৮. 

“জাহাপনা স্বীয় আলোকৌজ্ছিল বিবেক থেকে রৌশনী (আলো)-কে অত্যন্ত 
প্রিয় এবং এর প্রতি সন্মান ও শ্রদ্ধা জ্ঞাপনকে খোদাপরস্তী ও আল্লাহ্‌র প্রশংসা 
জ্ঞান করতেন। এই মুর্খ নাদান একে খোদা বিস্মৃতি ও আগ্নিপূজা বলে 
থাকে ।”১ 

“সুর্য অস্ত যাবার পর (খাদেম ও পরিচারক) বারটি কর্পুরের বাতি জ্বালায় 
আর প্রতিটি চেরাগ স্বর্ণ ও রৌপ্যের বারকোষে রেখে সম্রাটের সামনে নিয়ে 
আসে। তাদের ভেতর থেকে একজন সুমিষ্ট কণ্ঠস্বরের অধিকারী খাদেম বাতিটা 
হাতে নিয়ে নানা রকম চিত্তহারী সুরে খোদার প্রশংসা গীতি গায় এবং শেষে 
সমাটের দীর্ঘায়ু ও সম্পদ বৃদ্ধির জন্য দু'আ করে।”২ 


সূর্য পূজা 

“দো-আশিয়ানা মনযিল” নামক ইমারতে ঈশ্বর বন্দনা হত এবং এখান 
থেকেই সূর্যের প্রতি সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপনের সূচনা হয়েছিল । তিনি বলেন যে, 
রাজা-বাদশাহদের অবস্থার উপর সূর্যের এক বিশেষ অনুগ্রহ রয়েছে। এজন্যই এর 
উপাসনাকে খোদার ইবাদত মনে করা হয়। কিন্তু অপরিণামদর্শী মানুষ 
বদগুমানীতে লিপ্ত হয়ে পড়ে । জনসাধারণ কিজন্য কালিমা লিগ্ত মনের অধিকারী 
বিত্ত-সম্পদের মালিককে নিজেদের লাভের নিমিত্ত সম্মান করে এবং নিজেদের 
অন্ধত্র কারণে এই আলোর ঝর্নাধারার সম্মান জ্ঞাপনে সংকুচিত হয় এবং 
ইবাদত গুধার-এর উপর ভর্ঘসনা করে? যদি স্বয়ং তার বুদ্ধিবিত্রম না ঘটে থাকে 
তাহলে সূরা ওয়াশ-শামূন কেন ভুলিয়ে দেওয়া হল?”৩ 
গঙ্গাজল . 

“সম্রাট ঘরে-বাইরে সব সময় গঙ্গার পানি পান করতেন। আস্থাভাজন কর্ম- 
আদিষ্ট । জাহাপনা যখন আগ্রা ও ফতেহ পুরে অবস্থান করতেন সুর কসবা থেকে . 
পানি আনা হত ৷ শাহী তাবু যখন লাহোরে স্থাপন কর হত হরি দ্বার-এর সবোত্তিম ' 
১, A Short History 06 India-এর উর্দু অনুবাদ, পৃ. ২৫১ 


- ২, আঈন-ই আকবরী, ১ম খণ্ড, ২৮ পৃ. লাখনৌ সং. ১৮৮২। 
৩. আঈন-ই আকবরী, ওয় খণ্ড, ১৮৪ পৃ. । 


৭৮ হযরত মুজাদ্দিদ আলফেছানী (র) 

পানিতে আবদার-খানা প্লাবিত হত । বাুর্চিখানায় যমুনা ও চেনাবের পানি অথবা 
বৃষ্টির পানি খরচ হয় । কিন্তু তার ভিতর কিছুটা গঙ্গাজল মিশানো হয়।”১ 
চিত্রাংকন . 

“একদিন জাহীপনা নির্জনে ও নিভৃত স্থানে, যেখানে কেবল সৌভাগ্যবান 
মুরীদদেরই সমাবেশ ছিল, বললেন যে, একদল লোক চিত্রাংকন শাস্ত্রের দুশমন 
এবং এই পেশার দোষ-ক্রটি রয়ান করে। কিন্তু তাদের কথা ও যুক্তি মন কবুল 
করে না বরং যুক্তি-বুদ্ধির কথা এই যে, চিত্র শিল্পী অধিকাংশ মানুষের চেয়ে 
অধিকতর খোঁদাপ্রেমিক হতে পারে। এজন্য যে, এই ব্যক্তি জীবজন্তুর ছবি 
আঁকতে গিয়ে তার প্রতিটি অঙ্গের ছবি আঁকে এবং ছবি সম্পূর্ণ করার পর যখন 
দেখে যে, এই বাহ্যিক যাদুকরিতা সত্বেও সে এতে আত্মা বা প্রাণের সঞ্চার 
করতে অক্ষম তখন সে সেই মহা ও পরম স্রষ্টার “কুদরতে কামেলা’ পরিমাপ 
করতে পারে এবং পরম শ্রষ্টার সামনে সিজদাবনত হয় ।*২ 


“ভোর মুবারক দিনের সূচনা এবং আলোক বিচ্ছুরণের শুরু, দুপুর যখন 
সূর্যের জ্বলন্ত আলোক-রশ্মি তামাম জাহানকে প্লাবিত করে এবং মানুষের ভেতর 
বিবিধ বর্ণের আনন্দের আমেজ সৃষ্টি করে এবং সন্ধ্যা যখন আলোর উৎস (সূর্য) 
মানুষের চোখের আড়ালে হারিয়ে যায় (অস্ত যায়) ।”৩ 


সিজদা-ই তা“জীমী বা সম্মানসূচক সিজদা 
“ভক্ত- দাসেরা সম্মানসূচক সিজদা করে এবং একে স্বীয় তথা এঁশ্বরিক 
সিজদা গণ্য করে ।৮৪ 


বায় ‘আত ও ইরশাদ 

“সত্যান্বেধী হাতে পাগড়ী নিয়ে পবিত্র পায়ের উপর মাথা রাখত এবং মুখে 
এভাবে বলত যে, জাগ্রত ভাগ্যের সাহায্য ও দয়ায় এবং সৌভাগ্য রবির পথ- 
প্রদর্শনায় ও দিক-নির্দেশনায় (যা বিবিধ প্রকার ক্ষতির কারণ ছিল) আমি আমার 
দিলের তাওয়াজ্জুহ্‌ (মনোযোগ) সম্রাটের আনুগত্যের প্রতি ঝুঁকিয়ে দিচ্ছি।”৫ 


১, আঈন-ই আকবরী, ১ম খণ্ড, ৩৩ পু. 
২. প্রাগুক্ত, ১ম খণ্ড, ৭৮ পৃ. । 

৩. এওঁ, ১ম খণ্ড ১০৫ পৃ. 

8. এ, ১ম খণ্ড,১০৭। 

৫. এ, ১১০ । 


আকবরের শাসনামল এবং তাঁর পরস্পর বিরোধী শাসনকাল ৭৯ 


সাক্ষাতের আদব 

“পারস্পরিক সাক্ষাতের সময় একজন বলত, ‘আল্লাহু আকবার’ এবং 
অন্যজন এর প্রত্যুত্তরে বলত, 'জাল্লা জালালুহু' (স্মর্তব্য যে, সম্রাটের মূল নাম 
ছিল আকবর এবং কুনিয়াত ছিল জালানুদ্দীন। সালামের পরিবর্তে উপরিউক্ত 
বাক্য উচ্চারণের মাধ্যমে সম্রাটের বন্দনা গাওয়াই ছিল মূখ্য উদ্দেশ্য । 
অনুবাদক) ।”১ 


হিজরী সন ও তারিখের প্রতি ঘৃণা 


“দীর্ঘ কাল যাবত সম্রাটের অভিলাষ ছিল ভারতবর্ষে নতুন বর্ষ ও মাস জারী 
করে (এক্ষেত্রে বিরাজিত) অসুবিধাগ্ডলো দূর করবেন এবং মানুষকে আরাম 
দেবেন। জাহাপনা হিজরী সনকে এর ক্রটির কারণে পসন্দ করতেন না। কিন্তু 
অপরিণামদর্শী ও স্বপ্পবুদ্ধিসম্পন্ন অবুঝ লোকের আধিক্যের কারণে যারা সন- 
প্রকৃতি তাদের মন ভাঙতে চায়নি বিধায় প্রথম দিকে আপন খেয়াল বাস্তবায়িত 
করতে পারেন নি।”২ 


অনৈসলামী পালা-পার্বন ও আনন্দ উৎসব 


“প্রথম রাজকীয় উৎসব অনুষ্ঠান (জশন ১.৯) জশনে নওরোধী (নওরোয, 
নববর্ষের উৎসব) নামে অভিহিত | সূর্য যখন বর্ষ-পরিক্রমা সম্পূর্ণ করত পরবর্তী 
বছরে পদার্পণ করে এবং স্বীয় প্রাচ্য ও সমৃদ্ধি দ্বারা গোটা জগদ্বাসীকে উপকৃত 
করে তখন উনিশ দিন পর্যন্ত পরিপূর্ণ আনন্দ-ফুর্তি ও আমোদ-প্রমোদের ঢেউ বয়ে 
চলে। এই সময় দু'দিন ঈদের পর্ব পালন করা হয় এবং বেশুমার নগদ অর্থ ও 
রকমারী জিনিষ দান ও উপহার-উপটৌকন হিসেবে বন্টন করা হয়। ১লা 
ফেব্রুয়ারী এবং ১৯শে ফেব্রুয়ারীর দিন, যা ফ্লাওমুশ-শারফ, ঈদের জন্য নির্দিষ্ট । 
পাশীদের নিয়ম হল, প্রতি মাসের সেই দিনকে খা মাসের সাথে একই নামের, 
অত্যন্ত বরকতময় ধারণা করে এবং সেই দিন আনন্দোৎসব করে ও সীমাহীন 
গান-বাজনা ও খাঁনা-পিনার আয়োজন করে। সম্রাটও এই প্রথার অনুকরণ 
করলেন এবং প্রতিটি সৌর মাস একটি বিশেষ উৎসবের জন্য নির্দিষ্ট হয়ে যায়। 
- এসব দিনের তালিকা-সুটী নিন্নরূপ ৪ 


২. আঈন-ই আকবরী, ১৯৬ পৃ. । 


৮০ হযরত মুজাদ্দিদ আলফেছানী (র) 


‘উনিশ ফরওয়ার দীন, তৃতীয় ইরদী বেহেশত, ষষ্ঠ খোরদাদ, এয়োদশ তীর, 
সপ্তম আমেরদাদ, চতুর্থ শহরপুর, ঘষ্ঠদশ মহর, দশ আবান, নবম আযর; অষ্টম, . 
পঞ্চদশ ও তেইশ দে, দ্বিতীয় বাহমান, পঞ্চম ইস্ফিন্দার। 

“এ সমস্ত দিনে উৎসব (০৯) অনুষ্ঠিত হত এবং প্রতিটি উৎসব অনুষ্ঠানে 
নানা ধরনের ও বিভিন্ন প্রকারের আলোকপসজ্জাসহ সাজ-সজ্জা করা হত । উপস্থিত 
লোকেরা আনন্দের আতিশয্যে বেএখতিয়ার আনন্দ ধ্বনি করত। 
নিজেদের গান-বাদ্য ও যন্ত্রসংগীতের মাধ্যমে আনন্দের ফোয়ারা ছোটাত।”১ 
যাকাত আদায় না করতে রাষ্ট্রীয় ফরমান . 

“বর্তমান ও ভবিষ্যতের কর্মচারীবৃন্দ এবং অধীনস্থ রাজ্যসমূহের গোমস্তাদের 
জানা দরকার যে, এই সৌভাগ্যের যুগে যার সূত্রপাত ঘটেছে উৎসব-বর্ষ থেকে 
এবং যা দ্বিতীয় করন (১১৪)-এর সপ্তম বর্ষ (অর্থাৎ ৩৭ বছর, কেননা ‘করন’ 
দ্বারা এখানে তিরিশ বছর বুঝানো হয়েছে), যা সম্পদ ও সৌভাগ্যের বসন্ত এবং 
- জালাল ও জামালের মেহত্ত ও সৌন্দর্য) প্রকাশ কাল--_এই ফরমান প্রকাশিত হয় 
যে, সাম্রাজ্যের কর্মকৌশলের দাবী যে, হুকুমত ও সিয়াসত (সরকার ও 
_ রাজনীতি) যা স্থানীয় ও বিদেশাগত এবং কর্মচারী ও ব্যবসায়ী শ্রেণীর স্বার্থের 
হেফাজতের নাম এবং যা রাজস্বের একটি মাধ্যম যার উপর সামরিক 
ব্যবস্থাপনার ভিত্তি, ধা জান-মাল ও আকীদা-বিশ্বাস এবং বাজারের তত্ত্বাবধান 
করে । যদি এঁ সব বিশ্বস্ত ও আস্থাভাজন লোকদের নিক্তি ভুল হয়ে যায়, যা খাটি 
ও খাদ-এর পরীক্ষা করে তাহলে নির্ভেজাল ভেজালে এবং ভাল মন্দে পরিবর্তিত 
হবে। আল্লাহ্‌র প্রশংসা যে, শুরু থেকেই সম্রাটের লক্ষ্য সাধারণের কল্যাণ এবং 
প্রজা সাধারণের লালন-পালনের দিকে রয়েছে, যারা সম্রাটের সন্তানতুল্য এবং 
আল্লাহ্র আমানত আল্লাহ্‌র জন্য মিনতি যে, ভারতবর্ষ এবং অধীনস্থ অন্যান্য 
প্রদেশসমূহ “আদল তথা ন্যায়বিচার ও প্রাচূর্যের কেন্দ্র এবং দুনিয়ার তাবৎ 
মুসাফিরের অবতরণস্থল। 

“অতি সম্প্রতি শাহী দরবার থেকে এই মর্মে নির্দেশনামা ঘোষিত হয়েছে 
যে, বিভিন্ন প্রকার খাদ্য-শস্য, উত্তিজরাজি, উষধপত্র, লবন ও মশক, নানা 
প্রকার সুগন্ধি, বস্তু ও তুলা, পশমী উপকরণ, ঘাস-বীশ ও অন্যান্য বস্তুসামগ্রী, যে 
সমস্তর উপর জীবন ও যিন্েগী নির্ভরশীল, কেবল হাতী-ঘোড়া, উট, বকরী, 


১. আঈন-ই আকবরী, ৩৪ পৃ.। 


আকবরের শাসনামল এবং তাঁর পরম্পর বিরোধী শাসনকাল ৮১ 


অন্তরশস্্র ও জরুরী সামানের যো প্রথম থেকেই ব্যতিক্রম) যাকাত অধীনস্থ সমস্ত 
প্রদেশগুলোতে এবং ছোট-বড় সমস্ত ট্যাক্স মাফ করা হচ্ছে।”১ 


হিন্দুরা একতৃবাদী 

“আমাদের সামনে সুস্পষ্টরূপে প্রতিভাত হয়েছে যে, এই যে লোকের মুখে 
মুখে ফিরে যে, হিন্দুরা একক খোদার শরীক ঠাওরার__-একথা ঠিক নয়। যদিও 
বহু কথা ও দলীল-প্রমাণ আপত্তিকর, কিন্তু এই জাতি একত্ব প্রয়াসী ও এদের 
খোদাপরস্তীর নিশ্চিত বিশ্বাস রয়েছে ।”২ 


গোশ্ত ভক্ষণ 

“তিনি (সম্রাট) বলেন যে, যদি জীবনের সমস্যা-সংকুলতা, সংকট আমার 
স্থৃতিপটে অংকিত না.হয়ে যেত তাহলে মানুষের গোশ্ত ভক্ষণে আমি প্রতিবন্ধক 
হতাম এবং আমি এই দিক দিয়ে এর উপর এক সঙ্গে আমল করতে চাই না যে, 
এতে বহু কাজ অসম্পূর্ণ থেকে যাবে এবং মানুষ এর শোকে-দুঃখে পাগলপারা 
হয়ে যাবে । তিনি বলেন যে, কসাই, জেলে এবং তাদের মত অন্যরা, যাদের 
পেশা জীবন নেওয়া, তাদের আবাস সাধারণের বসতিস্থল থেকে আলাদা করা 
হোক এবং তাদের সঙ্গে সাক্ষাৎকারীদের থেকে জরিমানা আদায় করা হোক ॥*৩ 


শুকর 

“তিনি বলেন যে, যদি শুকর হারাম হবার পেছনে তার পৌরুষ ও 
মর্যাদাহীনতা-ই কারণ হয় তাহলে ব্যাঘ কিংবা অনুরূপ অপরাপর হিং) প্রাণী 
হালাল হওয়া আবশ্যক ।”৪ 


মদ্য পান 
“এই মাসের উৎসব অনুষ্ঠানে সম্রাট মদ্যপান করতেন,মীর সদর জাহান, 
মুফতী মীর ‘আদল ও মীর আবদুল হাইও মদপান করেন এবং সম্রাটের মুখে এই 
কবিতা এসে যায় ।”৪ 
898 ০তীও ০৯৩ ৮৬৯ 515 5৪৪ ০৭ 
85 ly iin ও Mh FS lH A 


১. তাবাকাত-ই আকবরী, ৬৭-৬৮। 

২. আঈন-ই আকবরী, ৩য় খণ্ড,২য় পৃ. । 
৩. ওঁ, ওয় খণ্ড, ১৮৯ পৃ. 

8. এ, ৩য় খণ্ড, ১৮৫ পৃ. । 

= 


৮ হষরত মুজাদ্দিদ আলফেছানী রে) 
অপরাধ ক্ষমাকারী ও পাপ গোপনকারী বাদশাহর যুগে কাধী ও মুফতী হল 
মদ্য পানকারী ! 


হিন্দু প্রথা 

“খান আ'জম মির্ধা কোকার মাতা কঠিন গীড়ায় আক্রান্ত হয়ে মারা যান। 
এতে জাহাপনা এতটাই শোকাভিভূত হন যে, শোকে প্রকাশ্যে মস্তক ও গৌফ 
মুগ্ুন করেন। আপ্রাণ চেষ্টা চলে যাতে মরহুমার জ্যেষ্ঠপুত্র ব্যতিত আর কেউ 
কেশ মুণ্ডন না করে। কিন্তু তথাপি অকৃত্রিম সেবকবৃন্দ সম্রাটের অনুসরণ 


করে।”১ 


ইলাহী সনের প্রচলন 

“৯৯২ হিজরীতে শাহানশাহী রোজোচিত) জ্ঞান ও বিদ্যা-বুদ্ধির আলো, 
জ্ঞান ও পূর্ণতার সেই উজ্জল প্রদীপ জ্বালান যা স্বীয় বরকতময় রৌশনীর সাহায্যে 
সমগ্র পৃথিবীকে উজ্জ্বল ও দীন্তিমান করে দেয়। খোশনসীব ও সত্য প্রিয় সন্প্দায় 
ব্যর্থতার উপাধান থেকে মাথা তুলল এবং বেহুদাগো ও অলস মতের লোকেরা 
লোকচক্ষুর অন্তরালে মুখ লুকাল। কিবলায়ে আলম (অর্থাৎ সম্বাট)-এর সদিচ্ছা 
বাস্তব রূপ লাভ করল এবং বিজ্ঞলোকদের স্মারক মীর ফতহুল্লাহ শীরাধী এই 
কর্ম সম্পাদনের জন্য সাহসে কোমর বীধল। আল্লামা শীরাধী আধুনিক গুরগানী 
বর্ষণঞ্জিকাকে সামনে রেখে জাহাপনার সিংহাসন আরোহণ বর্ষকে ইলাহী সনের 
প্রথম বর্ষ হিসাবে অভিহিত করেন ।”২ 

এই সব বুনিয়াদী সত্য তুলে ধরার পর, .যদৃদ্ধারা সম্রাট আকবরের ধর্মীয় 
চিন্তা-চেতনার পরিপূর্ণ অবয়ব তৈরী হয়ে যায়, এক্ষণে মোল্লা আবদুল কাদির 
বদায়ূনীর প্রদত্ত কতক বিস্তারিত ও খুঁটিনাটি তথ্য দ্বারা এই অবয়বকে অধিকতর 
পূর্ণতা দানে কোন ক্ষতি নেই এবং দীন ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেয়ায় তা 
ইসলাম ও ইসলামী শরী'আতের প্রতিষ্ঠাতা প্রাণ-পুরুষ-এর সঙ্গে যে দুরু ও 
আতংক বরং ঘৃণা ও বিদ্বেষ সৃষ্টি করে দিয়েছিল তার একটি চিত্রও যেন লোকের 
সামনে আসতে পারে। 


দীন ইসলামের প্রতি অবজ্ঞা প্রদর্শন 
“মুসলিম মিল্লাতের সমগ্র পুঁজিকে ধ্বংসশীল এবং অসৎ যুক্তি-বুদ্ধির সমষ্টি 
- হিসাবে অভিহিত করা হয় এবং এর স্রষ্টা আল্লাহ্‌র পানাহ চাই) আরবের সেই 


১, আঈন-ই আকবরী, ৩য় খণ্ড, ৬০৬ পৃ. উর্দু) । 
২. আকবরনামা, ওয় খণ্ড, ৮৩০ পৃ. । 


আকবরের শাসনামল এবং তাঁর পরস্পর বিরোধী শাসনকাল ৮৩ 


সব কতিপয় গরীব বেদুঈন অভিহিত হন যাদের ভেতর সকলেই ছিল হাঙ্গামাবাজ 
ও ডাকাত এবং ফেরদাউসীর শাহনামার দু'টো বিখ্যাত কবিতা থেকে এর সনদ ' 
গ্রহণ করা হয় যা তিনি উদ্ধৃতি হিসাবে বলেছিলেন ঃ 
KS Susy ীর 9০5০ ₹ ০৮৯০৬৪১১০৬৯ ০৪ ৪৪৩ 
২৬৪০ 014৫ Cog ১৪ SU SH ক Al AK 10125 এ 4S 
“উটের দুধ পান করে আর গোসাপ ও বেজীর গোশ্ত খেয়ে আরবরা ধ্বংস 
হয়েছে; এখন তারা অনারব দেশগুলো জয় করার আশা পোষণ করে, 
বিশ্বপ্রতিপালকের পক্ষ থেকে তাদের উপর অভিশাপ ৷” 


ইসরা ও মিরাজ নিয়ে ঠাট্টা-বিদ্ধূপ 

“যাই হোক, জ্ঞান-বুদ্ধি একথা কি করে মেনে নিতে পারে যে, একজন 
ভারী দেহধারী হওয়া সত্ত্বেও হঠাৎ করে ঘুম থেকে উঠেই আসমানের উপর গিয়ে 
হাযির হন এবং আল্লাহর সঙ্গে নানা ধরনের ৯০ হাজার কথা বলেন, কিন্তু তাঁর 
বিছানা তখনও পর্যন্ত উষ্ণই থাকে আর লোকে তার দাবী মেনে নেয়! এ 
ধরনেরই আরেকটি উদাহরণ চন্দ্র দ্বিখণ্ডিতকরণের মত কথাকেও তারা মেনে 
নেয়।” 

এরপর মাটি থেকে উঠানো একটি পায়ের দিকে উপস্থিত লোকদের সম্বোধন 
করে তিনি প্রশ্ন রাখেন £ 

“যতক্ষণ পর্যন্ত না অপর পা যমীনের উপর নামিয়ে আনছি আমার পক্ষে 
দাড়ানো অসম্ভব, আমি দাড়াতে পারি না। আসলে এ সব কিসের গল্প?”১ 


মকাম-ই নবৃওতের প্রতি অবজ্ঞা প্রদর্শন 

“অর্থাৎ হিজরতের প্রথম পাদেই কুরায়শ কাফেলা লুণ্ঠন, চৌদ্দ জন 
মহিলাকে বিবাহকরণ এবং স্ত্রীদের মনোরঞ্জন ও সন্তোষ বিধানের নিমিত্ত মধু 
ভক্ষণ নিষিদ্ধকরণ (এ সব কথার পেছনে নবুওতের উপর আপত্তি উত্থাপনই ছিল 
আসল উদ্দেশ্য) ।”২ 


নববী নামে আতংকবোধ ও কষ্ট অনুভব 
“আহমদ, মুহাম্মদ, মুস্তফা প্রভৃতি নাম বাইরের কাফিরদের খাতিরে এবং 
অন্দরের মহিলাদের কারণে সম্রাটের নিকট বোঝা অনুভূত হতে থাকে । শেষে 


১. আঈন-ই আকবরী, ১ম খণ্ড, ৫৬৪ পৃ) 
২. সুস্তাখারুত তাওয়ারীখ, ৩০৭ পূ. ! 


৮৪ হযরত মুজাদ্দিদ আলফেছানী রে) 

কিছু দিন পর একান্ত আপর জনদের নাম তিনি বদলেও দেন। যেমন ইয়ার 
মুহাম্মদ ও মুহাম্মদ খানকে তিনি রহমত নামেই ডাকতেন এবং লেখার সময়ও 
তাদেরকে উল্লিখিত নামেই সম্বোধন করতেন ।”১ 


নামাযের অনুমতি না দেওয়া 
“দীওয়ানখানায় কারোর সাধ্য ছিল না যে, প্রকাশ্যে নামায আদায় করে ।”২ 
এক স্থানে লিখেন ৪ 
“নামায, রোযা ও হজ্জ তো এর আগেই হারিয়ে গিয়েছিল ।”৩ 


ইসলামের রুকনসমূহের অবমাননা ও ঠাট্রা-বিদ্ূপ 

“মোল্লা মুবারকের এক পুত্র ছিল আবুল-ফযলের শিষ্য । সে ইসলামের 
ইবাদত সম্পর্কে আপত্তি উত্থাপন ও ঠাট্টা-বিদ্রপ করে কয়েকটি পুস্তিকা রচনা 
করে। এসব পুস্তিকা শাহী দরবারে জনপ্রিয়তা পায় এবং এই পুস্তিকাই তার 
সম্রাটের পৃষ্ঠপোষকতা লাভের কারণ হয় ।”৪ 


ভারতবর্ষের মুসলিম ইতিহাসের পঙ্গীন ও বিপজ্জনক মোড় 
মোটকথা, সেই সময় ভারতবর্ষ যেখানে দীন-ই ফিতরত-এর পবিত্র বৃক্ষের 
রোপণ, লালন-পালন ও ফলে-ফুলে সুশোভিতকরণের জন্য চারশ বছর যাবত 
উপর্যুপরি সর্বোত্তম মানবীয় শক্তি-সামর্থ্য, মেধাগত যোগ্যতা এবং সূফী- 
দরবেশগণের রূহানিয়াত তথা আধ্যাত্মিকতা ব্যয়িত হয়েছিল একেবারে হঠাৎ 
করেই ধর্মীয়, মানসিক ও সত্যতা-সাংস্কৃতিক ইরতিদাদ (ধর্ম থেকে মুখ ফিরিয়ে 
নেওয়া, ধর্ম পরিত্যাগ, ইসলাম বর্জন)-এর রাস্তায় গিয়ে পড়ছিল যার 
পৃষ্ঠপোষকতা করছিল যুগের এক বিরাট বৃহত্তম সাম্রাজ্য এবং বিশাল এক সাম- 
রিক শক্তি যেই শক্তি ও সাম্রাজ্যের পেছনে সেই যমানার কতিপয় প্রতিভাবান ও 
মনীষাসম্পন্ন লোকের জ্ঞানগত ও মনস্তিষ্রসৃত সাহায্য-সহযোগিতাও ছিল। সেই 
সময় যদি অবস্থার গতি এটাই থাকত এবং এর রাস্তা রোধকারী কোন শক্তিশালী 
ব্যক্তিত্ব না থাকত কিংবা কোন বিপ্নবাত্মক ঘটনা সংঘটিত না হত তাহলে 
এদেশের পরিণতি হি. একাদশ শতাব্দীতে বাহ্যত তাই হত যা হিজরী নবম 
শতাব্দীতে মুসলিম স্পেনের যোকে বর্তমান বিশ্ব কেবল স্পেন নামেই চিনে ও 
১, সুস্তাখানুত তাওয়ারীখ, ৩১৪ পৃ., ৩খ.। 
lw প্রাগুক্ত, ২য় খণ্ড, ৩১৫ পৃ. । 
>. প্রাঞ্ক্ত, ২৫১ পৃ. । 
৷_8. প্রাগুক্ত, ২৫১ পৃ. ৷ 


আকবরের শাসনামল এবং তাঁর পরস্পর বিরোধী শাসনকাল ৮৫ 
জানে) অথবা হি, চতুর্দশ শতাব্দীতে (রুশ বিপ্লবের পর) তুর্কিস্তানের হয়েছে। 


কিন্তু ১৩3 2১৩৩ এ 43১ ৪531 ০০ 

এখন আমরা এই অধ্যায়কে সীরাত-ই নববী (স.)-র লেখক ও ইসলামের 
এতিহাসিক মওলানা সায়্যিদ সুলায়মান নদভী (র)-র সেই বাগ্মিতাপূর্ণ বাক্য 
দ্বারা শেষ করছি যা তিনি ১ JL ৭ ১৫১৪ 2৪০৬৬৬-এর ভ্রমণ- 
কাহিনী শোনাতে গিয়ে লিখেছেন $ 


“এই অলস ঘুমের মাঝে চারশ" বছর অতিবাহিত হয়ে গেল আর 
মুসাফিরের সফর সূচনার হাজারো বছর অতিক্রান্ত হচ্ছিল । যুগটি ছিল সম্রাট 
আকবরের, যখন অনারব দেশের একজন যাদুকর এসে সম্রাটের কানে এই মন্ত্র 
ফুঁকল যে, আরব উদ্ভূত ধর্মের (অর্থাৎ ইসলামের) সহস্র বছর বয়স পূর্তি হয়েছে। 
এখনই সময় একজন নিরক্ষর সম্রাটের মাধ্যমে নিরক্ষর নবী (স)-র ধর্ম মনসৃখ 
হয়ে দীন-ই ইলাহীর আবির্ভাব ও প্রকাশ ঘটার । অগ্নি উপাসক মজুসীরা তাদের 
উপাসনাগার উত্তপ্ত করল, খু্টানরা গির্জার ঘন্টা বাজাল, ব্রাহ্মণ পুরোহিত পুতুল 
সাজাল এবং যোগ-সাধনা ও, তাসাওউফ মিলিত হয়ে কা'বা এবং পুজামণ্রপকে 
একই প্রদীপ দ্বারা আলোকমস্তিত করতে বদ্ধপরিকর হল। এই পীচ মিশেলী 
আন্দোলনের যে আছর হল তার ছবি যদি কেউ দেখতে চায় তাহলে সে যেন 
১৬১০ ১০০০০ অধ্যয়ন করে, দেখতে পাবে কত পৈতাধারীর হাতে তসবীহ এবং 
কত তসবীহধারীর গলায় পৈতা। শাহী আস্তানায় কত আমীর-উমারা 
সিজদাবনত, কত পাগড়ীধারী সম্রাটের দরবারে হাত জোড় করে দণ্ডায়মান তাও 
দেখা যাবে এবং মসজিদের মিম্বর থেকে এ আওয়াজও শোনা যাবে, 


এ] dl 408 গজ 


“এ সবই হচ্ছিল। এমন সময় সরহিন্দ-এর দিক থেকে একজন ঘোষকের 
কণ্ঠ শোনা গেল, “পথ পরিষ্কার করুন, পথিক আসছেন।” একজন ফারূকী 
মুজাদ্দিদ ফারূকী শানে আবির্ভূত হলেন। ইনি ছিলেন আহমদ সরহিন্দী।”৯ 


[| 


১. মুকাদ্দিমা সীরাত সাইয়িদ আহমদ শহীদ, ৩০-৩১ পৃ. 1 


হযরত মুজাদ্দিদ আল্ফ-ই ছানী (র) 
জীবন কাহিনী £ জন্ম থেকে খিলাফত প্রাপ্তি পর্যন্ত 
খান্দান 0 

হযরত মুজাদ্দিদ সাহেব বংশগত দিক দিয়ে ফারকী।+ তার বংশধারা২ 


১ হযরত বুজাদিদ হযরত ফারুক-ই আজম-এর সঙ্গে বংশসূত্রে সম্পর্কিত হবার দরুণ গর্ব 
অনুভব করতেন এবং তার ধর্মীয় মর্যাদাবোধকে এর দাবী ও স্বভাবিক পরিণতি বলে মনে 
করতেন । জমহুর আহলে সুন্নত ও আকাইদে ইসলামিয়ার বিরুদ্ধে একজন আরিফ শায়খ 
আবদুল কৰীর য়ামানীর একটি গবেষণার কথা শ্রবণে তীর কলম থেকে স্বত্স্মূর্তভাবে 
নিম্নোক্ত কথাগুলো বেরিয়ে গিয়েছিল £4! Jl pal ০ 15 ১8০81 1০০৯ 
এ ০০ SS HAUL ST ১৪৭ ০০ 9১৯ অকতুব ১০০ (দফতর আওয়াল, 
সুরা বসান কাশিরীর নামে) । অপর এক পরে এ কথা শুনে যে, সামানা কসবার খতীব 
লিখেন 8 
০৪ ০০০৩০৯083০৩ ৩০ ৬০ i 0859৩ 33৫০1 ৬০৯০৩ HS চা tll WF 
_ ১০ (1 ০০০৫ (পত্র নং ১৫, ভট খণ্ড দফতর দ্বিতীয়)। 

২. বংশখারা সম্পর্কে আমরা উল্লিখিত খান্দানের নয়নমণি, পণ্ডিত ও গবেষক মওলানা শাহ 
আবুল হাসান যায়দ ফারুকীর গবেষণামূলক আলোচনার উপর নির্ভর করেছি যা তিনি 
মুজাদ্দিদ সাহেবের বংশ-লতিকা সম্পর্কে তদীয় মাকামাত-ই খায়র গ্রন্থে 1 ০।০-১৯ 
7135 ১/১১! শিরনামে (২৬-৩৩) পরিচালনা করেছিলেন। তীর গবেষণামূলক সিদ্ধান্ত এই 
যে, আটাশ মাধ্যম ওমর-এর পরে যাকে আমীরুল মু'মিনীন ওমর ইবনুল খাত্তাব মনে করা 
হয়, চারটি মাধ্যম সাধারণভাবে নসবনামা সংক্রান্ত কিভাবাদি থেকে পড়ে গেছে। সে 
চারটি মাধ্যম হল $ হাফ্সঃ “আসেম, হযরত “আবদুল্লাহ এবং হযরত ওমর আল-ফারক। 
অন্তবত ২৭তম মাধ্যম "আবদুল্লাহর পর ওমরের নাম দৃষ্টে গ্রস্থকারগণ বিভ্রান্তির শিকার 
হয়েছেন যে, ইনিই মশহুর ‘আবদুল্লাহ ইবন ওমর (রা) সাহাবীর পুত্র সাহাবী। কিনতু 
যেহেতু উক্ত আবদুল্লাহ ইব্‌ন ওমরের কোন পুত্রের নাম নাসির ছিল না, এই জন্য এই 
সমস্যা দেখা দেয় এবং অনুসন্ধানের আবশ্যকতা দেখা দেয়। এই খান্দানের একজন বিরাট 
পন্ডিত ও তত্তৃজ্ঞ বুযুর্গ শাহ মুহাম্মদ হাসান মুজাদিদী (সোঈদাদ সিন্ধ) ও মাহমুদ আহমদ 
সাহেব 'আব্বাসীর অভিমতও তাই এবং আহমদ হুসায়ন খানও ৯, ১৯ এতে তাই 
লিখেছেন। 


৮৮ হযরত মুজাদ্দিদ আলফেছানী রে) 
উর্ধ্বতন ৩১ মাধ্যমে আমীরুল মু'মিনীন ফারূক-ই আজম হযরত ওমর ইবনুল 

খাত্তাব (রা) পর্যন্ত গিয়ে পৌছে। বংশ-লতিকা এইরূপ ৪ 
হযরত শায়খ আহমদ (মুজাদ্দিদ আল্ফ-ই ছানী) ইব্‌ন মখদুম আবদুল 
ইবন “আবদিন্লাহ ইব্‌ন শু'আরব ইবন আহমদ ইবন ইউসুফ ইবন শিহাবুদ্দীন 
_ “আলী ফররুখ শাহ ইব্‌ন নূরুদ্দীন ইবন নাসীরদদ্দীন ইবন মাহমুদ ইবন 
সুলায়মান ইবন মাসউদ ইবন “আবদিল্লাহ আল-ওয়াইজ আল-আসগার ইবন 
‘আবদিল্লাহ আল-ওয়াইজ আল-আকবার ইবন আবু'ল-ফাতাহ ইবন ইসহাক 
ইবন ইবরাহীম ইবন নাসির ইব্‌ন 'আবদিন্লাহ ইবন ওমর ইবন হাফ্স ইব্‌ন 

'আসেম ইব্‌ন হযরত আবদিল্লাহ ইবন হযরত ওমর আল-ফারূক (রা)। 
হযরত মুজাদ্দিদ আলফ-ই ছানী রে)-এর ১৫তম উর্ধ্বপুরুষ শিহাবুদ্দীন 
“আলী ফররুখ শাহ কাবুলী এই সিলসিলার খ্যাতনামা পুরুষ ছিলেন। 
ভারতবর্ষের অধিকাংশ কামিল ও খ্যাতিমান ফারূকী বংশীয় মনীষী, সংস্কারক ও 
মাশায়েখ যেমন হযরত বাবা ফরীদুদ্দীন গঞ্জে-শকর প্রমুখ তাঁরই বংশধর । 
দুঃখের বিষয় এই যে, আফগানিস্তানের ‘উলামা’ ও মাশায়েখের জীবনী 
আলোচনায় কোন বিস্তৃত তাষকিরা ও তাবাকাত গ্রন্থ না থাকায় ভীদের বিস্তারিত 
জীবন-কাহিনী পাওয়া যায় না। তাদের যে ছিটেফোটা জীবনী পাওয়া যায় তার 
উৎস সেই সব গ্রন্থ যা মুজাদ্দিদ সাহেব ও তার খান্দানের বিবরণ লিখতে গিয়ে 
লেখা হয়েছে।১ শিহাবুদ্দীন “আলী ফররুখশাহ কাবুলী ছিলেন শায়খ নূরুদ্দীনের 
পুত্র এবং শায়খ নসীরুদ্দীনের পৌত্র । এজন্যই তীর খান্দানকেও কাবুলের সঙ্গে 
সম্পর্কিত করে স্মরণ করা হয়। তিনি প্রশংসনীয় গুণের অধিকারী ছিলেন । ইস- 
লামের প্রচার-প্রসার ও প্রচলনে, কুফর ও শির্ক-এর রীতিনীতি ও চালচলনের 
প্রতি অবজ্ঞা ও তাচ্ছিল্য প্রদর্শনে তিনি বিশেষ উৎসাহী ও বৈশিষ্ট্যের দাবীদার 
ছিলেন! 
পিতার ইনতিকালের পর তিনি সিংহাসনে আরোহণ করেন এবং আফগান 
(পাঠান) ও মুগলদের পারস্পরিক ঝগড়া-বিবাদ নিরসনে প্রশংসনীয় প্রয়াস 
চালান। পার্থিব জীকজমক ও প্রভাব-প্রতিপত্তি এবং নেতৃত্ব-কর্তৃত্বের সাথে সাথে 
বাতেনী জম্পদেও তিনি সম্পদশালী ছিলেন। বিপুল সংখ্যক মানুষ তার ফয়েয 
লাভে ধন্য হয়। ওফাতের পূর্বেই ক্ষমতা সাহেবধাদা শায়খ ইউসুফকে সোর্পদ 
১. যেমন যুবদাতুল মাকামাত, হাদারাতুল কুদৃস প্রভৃতি; 
২. যুবদাতুল মাকামাত, ৮৮-৮৯ পৃ. ৷ 


হ্যরত মুজাদ্দিদ আল্ফ-ই ছানী রে)-এর জীবন কাহিনীঃ জন্ম থেকে খিলাফত প্রাপ্তি পর্যন্ত ৮৯ 


করত কাবুল থেকে ষাট মাইল উত্তরে অবস্থিত তীরই নামে নামকৃত ফররুখ শাহ 
উপত্যকার নির্জনতা অবলম্বনপূর্বক ইবাদত-বন্দেগীভে মগ্ন হন এবং সেখানেই 
সমাধিস্থ হন। 

শায়খ ইউসুফ জাহিরী ইল্ম হাসিলের পর স্বীয় বুযুর্গ পিতা সুলতান ফররুখ 
শাহ থেকে আধ্যাত্মিক প্রশিক্ষণও লাভ করেন এবং তার সাম্রাজ্য পরিত্যাগের পর 
তীর স্থলাভিষিক্ত হন। ন্যায়বিচার, সংস্কার ও সংশোধন এবং দীনদারীতে তিনি 
সুনামের অধিকারী ও সর্বজন-প্রিয় ছিলেন। তীর ভেতরও ইশৃক-ই ইলাহীর সেই 
অনিস্ফুলিঙ্গই ছিল যা তীর পূর্বপুরুষদেরকে সময় সময় মওলানা রূম (র)-এর 
এই কবিতার প্রতি অনুগত ও আমলকারী হবার ব্যাপারে উদ্ধুদ্ধ ও উৎসাহিত 
করছিল। 


০১০১1১০০০০৪ 0335 elle 
Ja 3 3০ dla SE ০ 

দুনিয়ার রাজত্‌ ভোগবাদীদের জন্য বৈধ, কিন্তু আমরা অবিনশ্বর প্রেমরাজ্যের 

গোলাম। 

তিনিও শেষ বয়সে সাম্রাজ্য ও ক্ষমতার মসনদ থেকে অবসর নিয়ে নির্জনতা 
অবলম্বন করেন এবং তদীয় সাহেবধাদা শায়খ আহমদ সাম্রাজ্যের দায়িত্ব হাতে 
তুলে নেন। তিনিও পিতার ন্যায় ইল্ম, তাকওয়া ও শাহী পোশাকে দরবেশ 
সিফতের বুযুর্গ ছিলেন। এঁশী আকর্ষণ তাকে এতটাই অভিভুত করে ছিল যে, 
তিনি সাম্রাজ্যের সকল কিছু থেকে হাত গুটিয়ে নেন এবং চিরতরে তাকে বিদায় 
আরয জানান এবং সম্তানদেরকেও এর থেকে দূরে থাকবার জন্য ওসিয়ত করেন। 
কিছুটা সম্পদ পরিবার-পরিজনদের জন্য রেখে অবশিষ্ট সকল সম্পদ দরিদ্রদের 
ভেতর বন্টন করে দেন। তিনি তীর বুযুর্গ পিতা ছাড়াও শায়খুশ শুরুখ হযরত 
শায়খ শিহাবুদ্দীন সুহরাওয়ার্দী (কু. সি) থেকে বাতেনী সম্পদ লাভ করেছিলেন 
এবং খিলাফত লাভে ধন্য হয়েছিলেন । 

তারপর খান্দানের মুরুব্বীগণও দীনদারী ও যুহ্দ-এর অধিকারী ব্যক্তিত্‌ 
ছিলেন এবং স্ব-স্ব যুগের জনপ্রিয় ও উচ্চ মরতবাসম্পন্ন মাশায়েখ থেকে সুলুকের 
প্রশিক্ষণ ও বাতেনী ফয়েয হাসিল করতে থাকেন তা সে যে কোন মহান 
সিলসিলার সঙ্গেই সম্পর্কিত হোক । 

ইমাম রফীউদ্দীন মুজাদ্দিদ সাহেবের ষষ্ঠ উর্ধতন পুরুষ এবং শায়খ 
শিহাবুদ্দীন ‘আলী ফররুখ শাহর নবম অধস্তন পুরুষ ছিলেন। তিনি 'যুবদাতুল 
সমন্বয় ছিলেন। বাতেনী তরবিয়ত ও সুলুকের তালীম হযরত মাখদুম জাহীনিয়া 
জাহীগাশ্ত সাইয়্যিদ জালালুদ্দীন বুখারী (মৃ. ৭৮৫ হি.) থেকে হাসিল 


৯০ হযরত মুজাদ্দিদ আলফেছানী (র) 


করেছিলেন। এ থেকে জানা যায় যে, তিনি ৮ম শতাব্দীর শেষ কিংবা ৯ম 
শতাব্দীর প্রথম দিককার বুযুর্গ ছিলেন। তিনি এই খান্দানের প্রথম বুযুর্গ যিনি 
কাবুল থেকে ভারতবর্ষে শরীফ রাখেন এবং সরহিন্দ-এ বসবাস করতে মনস্থির 
করেন। এর প্রাচীন নাম ছিল সহরন্দ। এ জায়গাটা ছিল অনাবাদী ও বন্য পশুর 
আবাস। এর ও সামানার মাঝে যেখানে শাহী রাজস্ব যেত আর কোন বসতি ছিল 
না। এর ভিত্তিতে পার্শ্ববর্তী লোকজন বিশেষত এখান থেকে ৬/৭ ক্রোশ দূরে 
অবস্থিত সুরায়স গ্রামের অধিবাসীরা হযরত মখদুম জাহানিয়ার খেদমতে হাযির 
হয়ে (সুলতান ফীরূয শাহ তুগলক যার ভক্ত ও মুরীদ ছিলেন) অনুরোধ জানান 
যে, রাজধানীতে গিয়ে তিনি যেন সেখানে শহর আবাদের আন্দোলন করেন । 
সুলতান তার খাহেশ ও ফরমায়েশ তামিল করেন এবং ইমাম রফীউদ্দীনের জৌষ্ঠ 
ভ্রাতা ও সুলতানের অন্যতম পারিষদ খাজা ফতহুল্লাহকে উক্ত দায়িত্বে নিযুক্ত 
করেন। খাজা সাহেব দু'হাজার অস্বারোহীসহ সেখানে তাশরীফ নেন এবং দুর্গ 
নিৰ্মাণ করেন। হযরত মখদুম জাহীনিয়া ইমাম রফীউদ্দীনকে যিনি তার খলীফা : 

ও সালাতের ইমাম ছিলেন, সুন্নাম কসবায় অবস্থান করতেন, দুর্গের ভিত্তিপ্রস্তর 

স্থাপন করতে ও উক্ত শহরে বসবাস করতে নির্দেশ দেন। কেননা তিনি (ইমাম 

রফীউদ্দীন) ছিলেন উল্লিখিত শহরের বিলায়েতের অধিকারী । তখন থেকে তার 
খান্দান সেখানেই বসবাস করছে।১ দুর্গের ভিত্তি এবং দরহিন্দ-এর পত্তনের সুচনা 

৭৬০ হিজরীতে বলে বলা হয়।২ 

১. বিস্তারিত যুবদাতুল মাকামাত, ৮৯-৯০ দ্র. 

২. প্রাচীন ইতিহাসের সম্পর্ক যতটা তাতে মনে হয় যে, এই শহর কখনো শতদ্ধ জিলার সদর 
মকাম ছিল। বিখ্যাত চীনা প্ররিবাজক হিউ-এন-সাং (যিনি খু. সপ্তম শতাব্দীতে ভারতবর্ষ ' 
সফর করেছিলেন) এর উল্লেখ করেছেন। তিনি তীর সফরনামায় লিখেছেন যে, এর 
আশেপাশে সোনা পাওয়া যায়। হিন্দীতে ‘সর’ অর্থ শের অর্থাৎ ব্যাপ্র এবং “আন্দ' অর্থ 
জঙ্গল। এককালে এটি হিন্দু ও গাষনাবীদের জন্য সীমান্তের ভূমিকা পালন করত এবং এর 
সামনে থেকে ভারতবর্ষ শুরু হয়ে যেত। সম্ভবত এজন্যই এটি 'সরহিন্দ' নামে মশহুর হয়ে 
যায় যা 'সহরান্দ'-এর কাছাকাছি উচ্চারণ। ৫৮৭/১১৫১ সালে সুলতান মুহাম্মদ ঘুরী 
সরহিন্দ জয় করেন। ফীরূয শাহ ঘুগলকের সিংহাসন আরোহণ অবধি দিল্লীর সুলতানগণ 
সরহিন্দকে আদৌ গুরুত্ব দেন নি। পরিবর্তে সামানাই তাদের মনোযোগের কেন্দ্রবিন্দু ছিল। 
ফীরূযশাহ তুগলকের আমল থেকে সরহিন্দের প্রতি নতুনভাবে মনোযোগ প্রদান শুরু হয়। 
এরপর থেকে সাম্রাজ্যের গুরুতুপূর্ণ আমীর-উমারা সরহিন্দ ও ফীরূযপুরের নাজিম হতে 
থাকেন। সামরিক দৃষ্টিকোণ থেকেও এর গুরুত্ব যথেষ্ট বৃদ্ধি পায়। সম্রাট বাবুর 
কয়েকবারই সরহিন্দ আসা-যাওয়া করেন। হুমাযুনও সরহিন্দ আগমন ফরেন এবং এখান 
থেকেই দিদ্ধী এসে পুনর্বার সিংহাসনের অধিকারী হন । মুগল আমলে শহরের প্রাচ্য ও ' 
উজ্জল্যের অবস্থা ছিল এই যে, এখানে ৩৬০ মসজিদ, সরাইখানা, কুয়া ও মকবারা 
পাওয়া যেত । দা.মা.ই সরহিন্দ শরীফ নিবন্ধ থেকে সংক্ষেপিত। 


হযরত মুজাদ্দিদ আল্ফ-ই ছানী রে)-এর জীবন কাহিনীঃ জন্ম থেকে খিলাফত প্রাপ্তি পর্যন্ত ৯১ 


এভাবে হযরত মুজাদ্দিদ রে)-এর জন্মের দু"শো বছর আগে থেকেই সরহিন্দ 
আবাদ চলে আসছিল।১ তাযকিরা ও অনুবাদ গ্রস্থাবলী থেকে জানা যায় যে, 

, সেখানে অভিজাত ও আলিম-উলামার খান্দান বসতি স্থাপন করেছিল এবং এই 

মাটি থেকে কয়েকজন কামালিয়াতসম্পন্ন বুযুর্গ জন্মগ্রহণ করেছিলেন ।২ মনে হয় 

এর উত্থান ও ইসলামী জ্ঞান-বিজ্ঞানের সঙ্গে এর সম্পর্ক হি. ১০ম শতাব্দীর প্রথম 
পাদেই হয়েছিল। ৮ম ও ৯ম শতাব্দীতে হযরত মুজাদ্দিদ রে)-এর খান্দানের 

কতিপয় নির্বাচিত ব্যক্তি ছাড়া বড় কোন সরহিন্দী আলিমের নাম তাষকিরা ও 

অনুবাদ গ্রন্থগুলিতে পাওয়া যায় না। কিন্তু ১০ম শতাব্দী শুরু হবার পর সরহিন্দে 

জ্ঞানগত ও ধৰ্মীয় জাগরণ এবং দরস-তাদরীস তথা পঠন-পাঠনের উষ্ণ বাজার 
দৃষ্টিগোচর হয় এবং কয়েকজন কামালিয়াতসম্পন্ন ও নেতৃস্থানীয় আলিমের নাম 
নজরে পড়ে যারা শিক্ষকতা ও হেদায়াতের মসনদে সমাসীন ও জনকল্যাণে 
নিবেদিত ছিলেন। এঁদের মধ্যে প্রথম বিখ্যাত মুদার্রিস মওলানা ইলাহদাদ ইবন 
সালিহ সরহিন্দী (মৃ. ৯২৭ হি.)-র নাম পাওয়া যায়। এরপর মওলানা শের আলী 
কাদেরী (মৃ. ৯৮৫ হি,), মওলানা আলী শের (মৃ. ৯৮৫ হি.)৩, মুফতী আহমদ 
সরহিন্দী (মৃ. ৯৮৬ হি.), আলহাজ্জ ইবরাহীম সরহিন্দী (মৃ. ৯৯৪ হি) যিনি 
আল্লামা শিহাবুদ্দীন ইবন হাজার হায়তামী মক্কীর ছাত্র ছিলেন, মওলানা 
আবদুল্লাহ নিয়াধ মাহদাবী৪ (মৃ.১০০০ হি.) এবং এমন কতিপয় মনীবীর নাম 
দৃষ্টিগোচর হয় যাঁদের মৃত্যু সন জানা যায়নি। যেমন সেকালের মশহুর উত্তায 
মখদুমুল-মুল্ক মুল্লা আবদুল্লাহ সুলতানপুরীর উত্তাদ মওলানা আবদুল কাদির, 
শায়খ ‘আলী আশিকান জৌনপুরীর মুরীদ মওলানা আবদুস সামাদ হুসায়নী, মও- 
লানা আমানুল্লাহ , মওলানা কুতবুদ্দীন ও মাওলানা মাজদুদ্দীন। শেষোক্ত জন 
সম্পর্কে হযরত মুজাদ্দিদ রে)-এর উত্তাদ মওলানা ইয়াকুব কাশ্মীরীর সাক্ষ্য এই 
যে, তিনি তার যুগের সর্বাধিক পাণ্ডিত্যের অধিকারী আলিম ছিলেন। সম্রাট 

১. হযরত মুজাদ্দিদ (র) স্বীয় বাসভূমি সরহিন্দ সম্পর্কে “মকতুবাতে" উচ্ছসিত প্রশংসা করেছেন 
এবং এতে খাস নূরানিয়ত ও সাকীনার উল্লেখ করেছেন (দ্র. মকতৃবাত* দফতর ২য়, 
মকতুব ২২)। 

২. ইতিহাস ও অনুবাদ গ্রন্থে কেবল তারীখে মুবারকশাহীর লেখক ইয়াহ্‌য়া ইবন আহমদের নাম 
মিলে যিনি হি. ৯ম শতাব্দীর অন্যতম গ্রন্থকার । তিনি তারীখে মুবারকশাহী ৮৩৮ হিজরীর 
সীমানায় লিখেন! তিনি নিজেকে ঈশ্বরান্দী লিখতেন দোমাই)। 

৩. সম্ভবত দু'জন একই ব্যক্তি হবেন। গুলযারে আবরার ও নুষহাতুল খাওয়াতিরে উভয়ের নাম 
চিহ্নিত বিন্যাসে এসেছে। 

৪. কথিত আছে যে, তিনি শেষ বয়সে মাহদাবী আকীদা থেকে তওবাহ করেছিলেন 


৯২ হযরত মুজাদ্দিদ আলফেছানী (র) 
বাবুরের সঙ্গে সরহিন্দে তার মোলাকাত হয়। সম্রাট তাকে অত্যন্ত সম্মান করেন। 
মওলানা মীর “আলী ও মওলানা বদরুদ্দীন সরহিন্দীও বিশেষভাবে উল্লেখযোগ্য 1১ 


হযরত মখদূম শায়খ ‘আবদুল আহাদ 

খাজা মুহাম্মদ হাশিম কাশ্মী “যুবদাতু'্ল-সাকামাত” নামক গ্রন্থে হযরত 
মখদুম শায়খ আবদুল আহাদ-এর কিছুটা বিস্তারিত আলোচনা করেছেন। হযরত 
খাজা হযরত মুজাদ্দিদ রে)-এর খেদমতে লাগাতার তিন বছর ছিলেন এবং তার 
জানাশোনার বেশির ভাগ উৎস সেই সব বাণী ও উক্তি খা তিনি হযরত মুজাদ্দিদ 
রে)-এর মুখে বিভিন্ন সময় শুনেছেন। এক্ষেত্রে যদি কিছু অতিরিক্ত থেকে থাকে 
তা পুত্রবৎ মর্যাদা থেকে অর্জিত তথ্যের। এজন্য তীর প্রদত্ত বিবরণকে 
নির্ভরযোগ্য ও হযরত মুজাদ্দিদ (র)-এর বাণী সংকলনের মাধ্যমে প্রাপ্ত মনে 
করতে হবে.। এখানে এর সংক্ষিপ্ত-সার পেশ করা হচ্ছে। 

হযরত শায়খ আবদুল জাহাদের যৌবনারন্তে এবং ইল্ম হাসিল- কালীন প্রভু 
পরওয়ারদিগারের অন্বেষা ও ইলমু'ল-য়াকীন লাভের প্রেরণা এমনভাবে পেয়ে বসে 
যে, ইল্ম-এ পরিপূর্ণতা লাভের অপেক্ষা না করেই সেযুগের বিখ্যাত চিশতিয়া 
সাবিরী সিলসিলার শায়খ হযরত আবদুল কুদ্দুস গঙ্গুহী (র)-র খেদমতে হাযির 
হন এবং তার থেকে যিক্র-আযকার-এর তালকীন ও সুলুক-এর তা'লীম হাসিল 
করেন। যখন তিনি হযরত “শায়খ*-এর আস্তানায় পড়ে থাকবার আগ্রহ ও 
সংকল্পের কথা প্রকাশ করেন তখন আলোকিত অন্তরের অধিকারী পীর তা 
মনজুর করেন নি। তাকে তিনি ইলমে দীন ও ইলমে শারী“আত হাসিল ও 
এক্ষেত্রে পরিপূর্ণতা অর্জনের তাকীদ দেন এবং বলেন যে, “ইল্ম ব্যতিরেকে যে 
দরবেশী লাভ ঘটে তাতে লবণ-পানি কিছুই হয়না ।” মখদুম হযরত শায়খ (র)- 
এর বয়সের আধিক্য দৃষ্টে আর্য করেন যে, আমার আশংকা হয় 'ইলমে দীন-এ 
পূর্ণতা অর্জনের পর যখন আমি আবার এই আস্তানায় হাযির হব তখন এই 
চিরন্তন সম্পদ পাই কিনা?২ উত্তরে শায়খ (র) বলেন £ যদি আমাকে না পাও 
তাহলে আমার ছেলে রুকনুদ্দীন থেকে তা হাসিল করবে । মখদুম হুকুম তামিল 
করেন এবং ইল্ম হাসিলে মশগুল হন। 

তকদীরের ব্যাপার যে, তিনি যেই আশংকা ব্যক্ত করেছিলেন অবশেষে তাই 
সত্যে পরিণত হল। ইল্ম হাসিল থেকে ফারিগ হবার পূর্বেই শায়খ গ্গৃহী রে) 
১. এসব নাম নুষহাতুল খাওয়াতির-এর ৪র্থ খণ্ড থেকে গ্রহণ করা হয়েছে। তাদের 

জানতে চাইলে দ্র. উক্ত গ্রন্থ । 
৩. শায়খ-এর চির বিদায় গ্রহণের প্রতি ঈঙ্গিত করা হয়েছিল । 


হযরত মুজাদ্দিদ আলৃফ-ই ছানী (র)-এর জীবন কাহিনীঃ জন্ম থেকে খিলাফত প্রাপ্তি পর্যন্ত ৯৩ 


" পরলোকে যাত্রা করেন। মখদুম প্রচলিত ইল্ম-এ পরিপূর্ণতা লাভের পর কিছুদিন 
বিভিন্ন স্থানে পরিভ্রমণ করেন এবং সেখানকার বুষুর্গদের থেকে উপকৃত হন। 
অতঃপর হযরত শায়খ রুকন উদ্দীন-এর খেদমতে হাযির হন, সুলুক-এর বিভিন্ন 
মনযিল অতিক্রম করেন এবং চিশতী ও কাদিরী সিলসিলায় খিলাফতের খিরকা 
এবং তালকীন ও তরবিয়তের এজাযত লাভে ধন্য হন।১ 

এ দু'জন বুযুর্গ শায়খ আবদুল কুদ্দুস গঙ্গুহী ও শায়খ রুকনুদ্দীন- এর উপর 
ইন্তিগরাক-এর প্রাবল্য ছিল এবং তীরা আল্লাহ্‌র প্রেমে উন্মত্ত ছিলেন। বিশেষত 
শায়খ আবদুল কুদ্দুস (র) “ওয়াহদাতু'ল-ওজুদ'-এর প্রকাশ করতে ও ঘোষণা 
দিতে নিজেকে আদিষ্ট ভাবতেন এবং তিনি এর একজন অত্যুত্সাহী দাঈ ও 
মুবাল্লিগ ছিলেন। অধিকল্ত সুন্নাহ্‌র অনুসরণ ও আমলের ক্ষেত্রে “আবীমতের উপর 
চলার ব্যাপারে দৃঢ়পদ ছিলেন। আত্মবিনুপ্তি ও নাফসানিয়াত শূন্যতার প্রাবল্য 
ছিল। অত্যন্ত নরম দিলের মানুষ ও অত্যধিক ইবাদতগুষার বুযুর্গ ছিলেন। সর্বদা 
মৃত্যুর কথা স্মরণ করতেন এবং অন্তিম মুহূর্তের কথা বেশি করে ভাবতেন ।২ 

স্বীয় পীর খাদের হাতে তিনি বায়'আত হয়েছিলেন অর্থাৎ শায়খ ‘আবদুল 
কুদ্দুস গঙ্গৃহী ও শায়খ রুকনউদ্দীন রে) ছাড়া মখদূম শায়খ আবদুল আহাদের 
কাদিরী সিলসিলার মশহুর বুযুর্গ হযরত শাহ কামাল ক্যাথলীর সাথে বিশেষ 
সম্পর্ক ছিল। হযরত শাহ কামাল স্বীয় যুগের বিরাট কামালিয়াতের অধিকারী ও 
সাহিব-ই হাল বুযুর্গ ছিলেন ।৩ 

শায়খ আবদুল আহাদের একথা পূর্বেই গুযরে গেছে যে, যদি অন্তচক্ষুর 
সাহায্যে দেখা যায় তবে দেখা যাবে যে, কাদিরিয়া সিলসিলায় এর প্রতিষ্ঠাতা 
সীরান পীর হযরত শায়খ আবদুল কাদির জীলানী রে)-র পর অনুরূপ মর্তবার 
লোক খুব কমই চোখে পড়ে । তার পৌত্র শাহ সিকান্দরও বড় উচ্চ মরতবার 
শায়খ ছিলেন । হযরত মখদুম তীর থেকেও উপকৃত হয়েছিলেন। 

হযরত মখদূম আবদুল আহাদ ইল্ম হাসিল থেকে ফারিগ হয়ে আল্লাহওয়ালা 
মানুষের সন্ধানে বিভিন্ন শহর সফরা'করেন। সফরকালীন তিনি দৃঢ় সংকল্প হন যে, 
যেখানে বিদ'আতের চিহ্বমাত্র চোখে পড়বে সেখানে মুরীদ হওয়া তো দূরের কথা 
১. শায়খ রুকনউদ্দীন ভাঁকে যে খিলাফতনামা প্রদ্বান করেছিলেন তা যুবদাভু'ল-মাকামাত-এ 

হুবহু লিপিবদ্ধ রয়েছে দ্র৯২-৯৬ রা 
উর ডি ক হা সা 

রচিত 'লাতাইফে কুদ্দুসী’, খাজা মুহাম্মদ হাশিম কৃত যুবদাতুল-মাকামাত, ৯৭- 

১০১ পৃ এবং নুযহাতুল-খাওয়াতির, ৪র্থ খণ্ড। 
৩. তীর সম্পর্কে জানতে চাইলে দ্র. নুযহাতুল-খাওয়াতির, ৪র্থ খণ্ড। 


৯৪ হযরত মুজাদ্দিদ আলফেছানী (র) 


তার সাহচর্যও এড়িয়ে চলবেন। সফরে শায়খ ইলাহদাদ-এর সাহচর্য থেকেও 
উপকৃত হন। রোহতাস-এ শায়খ ইলাহদাদ এবং “তাওদীনু'ল-হাওয়াশী'র 
গ্রন্থকার মওলানা মুহাম্মদ ইবন ফখর-এর সঙ্গে সাক্ষাত করেন এবং তাদের 
দরস-এ শরীক হন। তিনি বাঙ্গলায়ও তাশরীফ নেন এবং জৌনপুরেও কয়েকদিন 
হযরত সায়্যিদ ‘আলী কাওয়াম (‘আলী আশিকান)-এর খেদমতে থাকেন। এই 
সফর থেকে তিনি সরহিন্দ ফিরে আসেন। অতঃপর আ-মৃত্যু এখানেই অবস্থান 
করেন, আর কোথাও যাননি। মাকুলাত মোনতিক, দর্শন ও ইলমে কালাম 
সম্পর্কিত) ও মানকুলাত (কেরআন-হাদীস ও এতদসম্পর্কিত)-এর প্রচলিত 
কিতাবসমূহ অত্যন্ত পাবন্দীর সাথে, গভীর অধ্যবসায় ও চিন্তশীলতার সঙ্গে 
পড়াতেন। হযরত মুজাদ্দিদ সাহেব বলতেন যে, তিনি সব ধরনের বিদ্যাবস্তা ও 
জ্ঞান-বিজ্ঞানের পূর্ণ অধিকারী ছিলেন। কিন্তু ফিকৃহ ও উসূলে ফিকৃহ-এ ভার 
কোন তুলনা ছিলনা । যখন তিনি উসূলে বায়দাবীর দরস প্রদান করতেন তখন 
ইমাম আবু হানীফা রে)-র ফিক্হ-এর ক্ষেত্রে তীর উচ্চতর শান, মর্যাদা ও 
নেতৃত্‌ ফুটে উঠত ৷ তিনি তাসাওউফের কিতাবাদিরও দূরস দিতেন। বিশেষত 
'তা'আরুফি' 'আওয়ারিফুল-মা'আরিফ' ও ফুসুসুল হিকাম-এর মর্মার্থ ও 
সুম্মাতিসৃক্ষ্ম বিষয়াদির গুড় রহস্যের সমাধান করতে তিনি অত্যন্ত পারঙ্গম 
ছিলেন। বিচার-বিশ্লেষণ ও রুচির দিক দিয়ে তিনি শায়খুল আকবার-এর 
মতানুসারী ছিলেন। কিন্তু খোদাদত্ত উন্নত প্রতিভা, সংযম ও শরীয়তের প্রতি 
সম্মান ও শ্রদ্ধাবোধের দরুন মুখ দিয়ে কখনো মত্ততা ও প্রলাপমূলক কথা বের 
হয়নি। স্বার্থলেশহীনতা ও নির্জনতার প্রাধান্য ছিল। ছাত্রের আধিক্য সত্ত্বেও 
কখনো কারো থেকে খেদমত নিতেন না । ঘরের প্রয়োজনীয় জিনিষপত্র নিজেই 
বাজার থেকে নিয়ে আসতেন। সুন্নত অনুসরণের ক্ষেত্রে তিনি অত্যন্ত যতুশীল 
ছিলেন। যথাসম্ভব কোন সুন্নত তার থেকে ছুটতে পারত না। অভ্যস্ত বিষয়াদি, 
লেবাস-পোশাকেও সুন্নত অনুসরণের ইহতিমাম করতেন। 'আমীমতের উপর 
আমল করতেন এবং রুখসত থেকে পরহেয করতেন। যদিও চিশতিয়া ও 
কাদিরিয়া সিলসিলায় বায়'আত হয়েছিলেন ও খিলাফত পেয়েছিলেন এবং এসব 
তরীকায় উচ্চ নিসবতের অধিকারী ছিলেন, কিন্তু ভার ইখলাস তথা এঁকান্তিক 
নিষ্ঠা ও বুলন্দ হিন্মতির দলীল এই যে, তিনি নক্শবান্দিয়া তরীকার প্রতিও গভীর 
আগ্রহের কথা প্রকাশ করতেন এবং এ সম্পর্কে অত্যন্ত প্রশংসামূলক উক্তি 
| করতেন। যেমন তিনি বলতেন যে, “আমি দু'আ করি যেন এই মহান সিলসিলা 
আমাদের দেশে এসে পৌছে। হে খোদা ! আমাকে এর মারকাযে পৌঁছে দিন. 


হযরত মুজাদ্দিদ আল্ফ-ই ছানী রে)-এর জীবন কাহিনীঃ জন্ম থেকে খিলাফত প্রাপ্তি পর্যন্ত ৯৫ 


যেন আমি এখেকে উপকৃত হতে পারি”। তিনি লেখকও ছিলেন। 'কুনুষু'ল 
হাকাইক' ও “আসরারু'ত-তাশাহ্হুদ' তীর অন্যতম রচনা 1১ 

হযরত মুজাদ্দিদ (র) বলেন যে, আমার ওয়ালেদ মাজেদকে অনেকবার 
বলতে শুনেছি যে, আহলে বায়ত-ই কিরাম-এর মহব্বত ঈমানের হেফাজত ও 
ঈমানী মৃত্যুর ক্ষেত্রে বিরাট ভূমিকা রয়েছে । যখন মৃত্যু যন্ত্রণা শুরু হল তখন 
আমি একথা তাঁকে স্মরণ করিয়ে দিলাম । তিনি বললেন £ আলহামদু লিল্লাহ! 
আমি সেই মুহব্বতে মাতাল এবং সেই অনুগ্রহ সাগরে নিমজ্জিত । 


২০০১ SKUSE এ bli ভে ৪ ৫11 
হে আল্লাহ্‌! ফাতিমা (রা)-এর বংশধরদের ওসিলায় দোআ করি, ঈমানী 
কালেমার সাথে যেন আমার মৃত্যু হয়। 


সফরকালে যখন তিনি সেকেন্দ্রাও নামক স্থানে পৌছেন এবং সেখানে . 
কিছুদিন অবস্থান করেন তখন সেখানে তীর শরাফত ও নজাবত (অভিমত), 
উপদেশ ও তাকওয়া-পরহ্ষগারী এবং ইল্ম ও “আমলের সাম থ্রিকতাদৃষ্টে 
সেখানাকার এক শরীফ খান্দান নিজেরাই বিবাহের প্রস্তাব দেন এবং উক্ত 
খান্দানের সালিহা খাতুন নামী এক নেক-সীরত (সচ্চরিত্রবতী) মহিলার সঙ্গে 
'আক্দ সম্পন্ন করেন। মখদুমের সকল সন্তান এই মহিলারই গর্ভজাত । 


হযরত মখদুম (র) কে আল্লাহ তাআলা তার মুরশিদের ন্যায়ই সাত সন্তান 
দান করেছিলেন । যাদের নাম জানা গেছে তাদের নাম নিম্নরূপ $ 


শাহ মুহাম্মদ, শায়খ মুহাম্মদ মাসউদ, শায়খ শুলাম মুহাম্মদ, শায়খ 
মওদুদ ।৪ দু'ভাইয়ের নাম ও বিস্তারিত কিছু জানা যায় নি। এঁদের মধ্যে হযরত 
মুজাদ্দিদ (র) ছিলেন মধ্যম্ণি। অপরাপর সকল সন্তানই ছিলেন ‘আলিম ও 
যোগ্যতার অধিকারী এবং তীরাও প্রচলিত “ইল্ম ও সুলুক-এর তা'লীম আপন 
ওয়ালেদ ও সমকালীন বুষুর্ণদের থেকেই লাভ করেছিলেন। 
হযরত মখদুম আশি বছর বয়সে ১০০৭ হিজরীর ১৭ই রজব তারিখে এই 
১. খাজা মুহাম্মদ হাশেম কাশী 'যুবদাতুল-মাকামাত' নামক গ্রন্থে আসরারু'ত-তাশাহহুদের কিছু 
বিষয় উদ্ধৃত করেছেন (১১৮-২০ পৃ.)। হযরত মুজাদ্দিদের মুখে হযরত মখদূমের কতক 
ফাওয়াইদ ও গবেষণার নির্যাস উদ্ধৃত করেছেন (১২০-২২ পৃ.) 
২. যুবদাতুল-মাকামাত, ১২৩ পৃ. । 
. ৩. যুবদাতুল মাকামাত প্রণেতা একে আটাওয়াহ্‌র নিকটবর্তী বলেছেন। এথেকে মনে হয় যে;তা 
বর্তমান উত্তর প্রদেশে (ইউ.পি.তে) অবস্থিত ছিল। 
8. শায়খ গুলাম মুহাম্মদ ও শায়খ মওদুদের নামে মুজাদ্দিদ সাহেবের পত্রাবলী রয়েছে। দ্র. ১খ 


৯৬ হযরত মুজাদ্দিদ আলফেছানী (র) 
নশ্বর পৃথিবী থেকে বিদায় নেন।১ কবর মুবারক সরহিন্দ শহর থেকে পশ্চিম 
দিকে আনুমানিক এক মাইল দুরে অবস্থিত 1৯. 

হযরত মখদুম (র)-এর জীবন-চরিতের বিশেষ সম্পদ হল তীর সত্যপ্রিয়তা, 
ন্যায়পরায়ণতা, শরীয়ত ও সুন্নতের প্রতি সম্মান ও শ্রদ্ধাবোধ এবং এসবের উপর 
আমল করবার সযত্ু প্রয়াস, ধমীয়ি মর্যাদাবোধ, আধ্যাত্মিক উন্নতির ক্ষেত্রে উন্নত 
মনোবল ও বুলন্দ হিন্মতি বলা যেতে পারে। এই সম্পদই হৃদয়ের গহীন কোণে 
[ধার ভাগ্যে দীনের তাজদীদ (সংস্কার ও পুনরুজ্জীবন ) এবং ভারতবর্ষে মিল্লাতের 
পুঁজি ও সম্পদের তত্বাবধানের সৌভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছিল] সযত্নে রোপিত 
হয়েছিল যীকে এঁশী অনুগ্রহ প্রোজ্জল পূর্বক ও অনন্য সেই কামালিয়াত দান করত 
মধ্যাহ সূর্যে পরিণত করে দিয়েছিল। 

জন্ম ও অন্যান্য অবস্থা 

জন্মও শিক্ষা | 

৯৭১ হিজরীর (১৫৬৩ খৃ.) ১৪ই শওয়াল জুমুআর রাত্রে সরহিন্দ শহরে 
তার জন্ম। নাম রাখা হয় শায়খ আহমদ। 5 শব্দ থেকে তার জন্ম সন 
নিণীতি হয়। শৈশব থেকেই তীর মধ্যে রুশ্দ ও সা“আদত (সাধুতা ও সৌভাগ্য)- 
এর আলামত পরিস্কুট ছিল । ৬: ১১০৪৩ (৪১০০০8২১০২০ এ 

সমকালীন বুযুর্গদের বিশেষত হযরত শাহ কামাল ক্যাথলীর (যার সঙ্গে 
ওয়ালেদ বুষুর্গের বাতেনী নিসবত তথা আধ্যাত্মিক সম্পর্ক ছিল) তীর প্রতি বিশেষ 
লক্ষ্য ও স্নেহ দৃষ্টি ছিল এবং তিনি তার সাথে বিশেষ ধরনের ব্যবহার করতেন 1৩ 
সাত বছর বয়ঃক্রমকালে যখন শায়খ কামাল ইহলোক ত্যাগ করেন তখন শায়খ- 
এর হুলিয়া মুবারক তীর স্মরণ ছিল্‌ এবং যে ঘরে ওয়ালেদ সাহেবের সাথে গিয়ে 
দেখা করেছিলেন তার ছবিও তীর স্মৃতিপটে জাগরুক ছিল। 

কুরআন মজীদ হিফ্জ-এর মাধ্যমে তীর শিক্ষা জীবন শুরু হয় এবং অল্প 
সময়েই তিনি তা সমাপ্ত করেন! অতঃপর ওয়ালেদ মাজেদের (পিতার) খেদমতে 
ধারাবাহিক শিক্ষা শুরু করেন। অতি অল্প দিনের মধ্যেই তীর খোদাদত্ত প্রতিভার 
১. বিস্তারিত জানার জন্য যুবদাতুল-মাকামাত, ১২৭ পৃ.। কেউ কেউ তীর ইন্তিকাল ১৭ই 

ব্লজব আবার কেউ কেউ ২৭ জমাদিউল আখিরা বলেছেন। ১০০৭ হিজরীর ব্যাপারে 

সক্ষলেই একমত । 


২. যুবদাতুল-মাকামাত, ১২২ পূ. 
৩. বিস্তারিত জানতে চাইলে দ্র. যুবদাতুল মাকামাত, ১২৭-১২৮ পৃ. । 


হযরত মুজাদ্দিদ আল্ফ-ই ছানী (র)-এর জীবন কাহিনীঃ জন্ম থেকে খিলাফত প্রাপ্তি পর্যন্ত ৯৭ 


স্কুরণ ও বিকাশ ঘটতে দেখা যায়। সুস্মাতিসূন্ম বিষয়সমূহ যথা সত্র গ্রহণ এবং 
সেগুলো নিজের ভাষায় সরল পন্থায় পেশ করবার. ক্ষেত্রে তাঁর বৈশিষ্ট্য প্রকাশ 
পায়। বেশির ভাগ লেখাপড়া তিনি স্বীয় বুযুর্গ পিতা এবং কিছু কিছু সমকালীন 
কয়েকজন বিখ্যাত ‘আলিম থেকে হাসিল করেন। কিছুকাল পর সেযুগের বিখ্যাত 
ইলমী ও তা'লীমী মারকাষ (শিক্ষাকেন্্র) সিয়ালকোট গমন করেন এবং 
যুক্তিবিদ্যা ও দর্শন, "ইলমে কালাম ও উসুলে ফিক্হ-এ অভিজ্ঞ, যার মেধা ও 
স্মৃতিশক্তি, ব্যাপক অধ্যয়ন ও পাঠদান শক্তির খ্যাতি ছিল দেশ জোড়া সেই মও- 
লানা কামাল কাশ্মীরীর১ নিকট খাঁর শাগরিদদের মধ্যে আল্লামা ‘আবদুল হাকীম 
সিয়ালকোটির ন্যায় নেতৃস্থানীয় আলিম ও যুদার্রিসীন জন্মগ্রহণ করেছেন, 
তত্কালীন নিসাবে তা'লীম (পাঠ্য সূচী)-এর কতক সর্বোচ্চ ও উন্নত পর্যায়ের 
কিতাব (যেমন “আদুদী) পড়েন এবং হাদীস শাস্ত্রের তৎকালীন সম্রাট শায়খ 
শিহাবুদ্দীন আহমদ ইব্‌ন হাজার হায়তামী মন্ধীর২ শাগরিদ শায়খ ইয়াকুব 
সরফী কাশ্মীরীর নিকট হাদীসের কতক কিতাবাদি পাঠ করেন। শিহাবুদ্দীন 
আহমদের রচিত কিতাবাদির মধ্যে সহীহ বুখারীর একটি ভাষ্য রয়েছে । 


শায়খ ইয়া'কুব-এর বড় বড় মুহাদ্দিছ ও গ্রন্থকারদের থেকে হাদীস ও 
তাফসীরের কিতাবাদি এবং তীদের রচিত গ্রন্থসসূহের এজাযত লাভ ঘটেছিল । 
তিনি তীর যুগের মশহুর “আলিমে রব্বানী কাষী বাহলুল বাদাখশানী থেকে যিনি 
‘ইলমে হাদীস ও তাফসীরে সর্বোচ্চ যোগ্যতার অধিকারী ছিলেন এবং হাদীসে 
শায়খ ‘আবদুর রহমান ইব্‌ন ফাহ্‌দ-এর সুখোগ্য ও সুপ্রিয় শাগরিদ ছিলেন, সহীহ 
বুখারী, মিশকাতুল মাসাবীহ্‌, শামাইলে তিরমিযী ও অপরাপর কিতাবাদি, 
ছালাছিয়াত-ই বুখারী ও মুসালসাল হাদীস-এর সনদ হাসিল করেন। অধিকন্তু 
মুতাকাদ্দিয়ীন-এর দস্তুর মাফিক তাফসীরের কিতাবাদি প্রভৃতির সনদও সেই-সব 
১. মওলানা কামালুদ্দীন ইব্‌ন মূসা ৯৭১ হিজরীতে কাশ্মীর থেকে দিরালকোট স্বীয় আবাস 

পরিবর্তন করেন এবং অর্ধশতান্দীকাল পঠন-পাঠনে নিমগ্ন থেকে ১০১৭ হিজরীতে 

লাহোরে ইনতিকাল করেন এবং সেখানেই সমাহিত হন (নুযহাতুল খাওয়াতির)। 

২, মওলানা ইয়া'কৃৰ ইব্ন আল-হাসান আস-সারফী কাশীরীর জন্ম ৯০৮ হিজরীতে কাশ্মীরে । 
বিদ্যার্জন ও তরীকা লাভের উদ্দেশ্যে সমরকন্দ গমন করেন যেখানে শায়খ হুসায়ন 
খারিযমী থেকে কুবরাবিয়া তরীকা হাসিল করেন এবং বেশ কিছুকাল তার সান্নিধ্যে 
কাটান। হেজাষে গিয়ে ইলমে হাদীস শিক্ষা করেন এবং সেখান থেকে ফিক্হ, হাদীস ও 
তাফসীরের সর্বোত্তম কিতাবাদি সংগ্রহ করত সঙ্গে নিয়ে আসেন। ১০০৩ হিজরীর ১২ই 
বী-কা'দাঃ তারিখে তাঁর ইনতিকাল হয়(বুখহাতুল-খাওয়াতির, ৫ম খণ্ড, ৪৩৯ পৃ.)। 
এভাবেই স্বীয় উত্তায মওলানা ইয়া“কুব-এর মাধ্যমে হযরত মুজাদ্দিদ (র)-এর সিহাহ 
অধ্যয়ন এবং হাদীসের মৌলিক কিতাবাদির সঙ্গে পরিচিতি লাভের সুযোগ ঘটে থাকবে । 


সপ 


৯৮ হযরত মুজাদ্দিদ আলফেছানী (র) 
তাফসীরের মুফাস্সির পর্যন্ত পৌছান।১ সতের বছর বয়সে শিক্ষার পরিসমাপ্তি 
ঘটে । 

তিনি পার্থিব ও অপার্থিব এবং এ সবের মৌলিক ও শাখা-প্রশাখা সম্পর্কে 
শিক্ষা সমাপ্তির পর দরস ও তাদরীস তথা পঠন ও পাঠন-এর সূচনা করেন এবং 
আরবী ও ফারসীতে কিছু পুস্তিকাও লিখেন যার ভেতরে রিসালায়ে তাহলীলিয়া, 
রিসালায়ে রদ্দে মযহাবে শী“আ অন্তর্গত ৷ তিনি রাজধানী আকবরাবাদ (আগা)ও 
গমন করেন এবং আবুল ফঘল ও ফৈযীর সাহচর্যেও কাটান। কিন্তু মত ও রুচির 
বিভিন্নতার কারণে তাঁদের সঙ্গে তাঁর খাপ খায়নি। কয়েকবার তর্ক ও বাদানুবাদ 
পর্যন্ত তা গিয়ে গড়ায় এবং আবুল ফযলের লাগামহীন উক্তিতে তিনি তীর 
অসন্তোষ প্রকাশ করেন এবং সেখানে খাতায়াত বন্ধ করে দেন। আবু'ল-ফযল 
লোক পাঠিয়ে তাকে ডেকে পাঠান ও ক্ষমা প্রাথর্না করেন। একবার ফৈযী যিনি 
সে সময় নুকতাবিহীন তাফসীর (191 ০১,১ রচনায় ব্যস্ত ছিলেন, এক স্থানে 
উপযোগী নুকতাবিহীন শব্দ পেতে ও মর্ম প্রকাশে বাধার সম্মুখীন হন। ফলে 
কলম থেমে যায়। হযরত মুজাদ্দিদ-এর সঙ্গে তারা ব্যাপারটা নিয়ে আলোচনা 
করেন। তিনি সমস্যার সমাধান করেন। ফলে ফেযীকে তার যোগ্যতা ও 
পাণ্ডিত্যের স্বীকৃতি প্রদান করতে হয়। 

আগ্বায় তাঁর অবস্থান কিছুটা দীর্ঘ হয়ে যায়। পিতার তাঁকে দেখার সাধ 
জাগে । বার্ধক্য ও সফরের দুরত্ব সত্বেও তিনি আগ্রায় তাশরীফ নেন। হযরত 
মুজাদ্দিদ স্বয়ং ওয়ালেদ বুষুর্ণের সঙ্গে স্বদেশ প্রত্যাবর্তন করেন। দিল্লী ও 
সরহিন্দের মাঝে যখন তারা থানেশ্বর শহর অতিক্রম করছিলেন তখন সেখানকার 
রঈস ও অমাত্য, একই সঙ্গে সেষুগের অন্যতম ‘আলিম ও ফাষেল এবং সুল- 
তানের নৈকট্য প্রাপ্ত ও থানেশ্বরের তৎকালীন শাসক শায়খ সুলতান অত্যন্ত সম্মান 
ও শ্রদ্ধার সঙ্গে তাদেরকে গ্রহণ করেন ও মেহমান হিসাবে পরম সমাদরে 
আপ্যায়িত করেন। অতঃপর এক অদৃশ্য ইঙ্গিতে এবং হযরত মুজাদ্দিদ-এর 
আমল-আখলাক ও বৈশিষ্ট্যদৃষ্টে তাকে আপন কন্যা সম্প্রদানের আগ্রহ ব্যক্ত 
করেন। ওয়ালেদ সাহেব এই সম্বন্ধ কবুল করেন এবং সেখানেই বিবাহ অনুষ্ঠিত 
হয়। তিনি বর-বধূকে রুখসত করত সরহিন্দ তশরীফ নেন। 


সুলুক-এ প্রশিক্ষণ ও পরিপূর্ণতা লাভ এবং হযরত খাজা বাকী বিস্লাহ্র হাতে 
বায় “আত গ্রহণ 

এক্ষেত্রে তাসাওউফ ও সুলুক-এর অপরিহার্যতা এবং এর শরঈ ও ইল্মী 
১. সুসালসাল হাদীস ও অন্যান্য হাদীসের সনদ যুবদাতুল মাকামাত গ্রন্থে বিদ্যমান । 


হযরত মুজাদ্দিদ আল্ফ-ই ছানী রে)-এর জীবন কাহিনীঃ জন্ম থেকে খিলাফত প্রাপ্তি পর্যন্ত ৯৯ 


প্রমাণপঞ্জীর উপর নতুন করে লিখবার দরকার করে না। কেননা এই সিরিজের 
€তারীখে দাওয়াত ও “আযীমত সিরিজ যা “ইসলামী রেনেসীর অথপথিক' নামে 
অনুদিত হয়ে ইতিমধ্যেই তিনটি খণ্ড পাঠকমহলে পৌছে গেছে ।-অনুবাদক) 
পাঠক ১ম খণ্ডের অধ্যয়ন থেকেই, যেখানে হযরত খাজা হাসান বসরী, সায়্যিদুনা 
হযরত “আবদুল কাদির জিলানী ও মাওলানা জালালুদ্দীন রূমীর আলোচনা স্থান 
পেয়েছে এবং তৃতীয় খণ্ডে তো আগাগোড়া ভারতবর্ষের দু'জন বুযুর্গ-শ্রেষ্ঠের 
জীবনীই স্থান পেয়েছে, এ বিষয়ে জানতে পেরেছেন। যদি আরও জানতে চান, 
তৃপ্তি পেতে চান তাহলে ম্প্রণীত “তাযকিয়া ও ইহসান তাসাওউফ ও সুলুক” 
(এ ব্ইটিও ইসলামিক ফাউগ্ডেশন থেকে ইতোমধ্যেই প্রকাশিত হয়েছে ।- 
অনুবাদক) নামক পুস্তকটি পড়ুন । 

এখানে কেবল এতটুকু বলা প্রয়োজন মনে করছি যে, যেই পরিবেশ ও যেই 
যুগে হযরত মুজাদ্দিদ রে) কে স্বীয় নাযুক ও কষ্টসাধ্য পুনর্জাগরণ ও সংস্কারমূলক 
কর্মকাণ্ড আনজাম দিতে হয়েছিল সেখানে তাসাওউফ ইসলামী সমাজ ও 
পরিবেশের মধ্যে এমনভাবে খুলিয়ে গিয়েছিল যে,তা এর মেযাজ ও কুচিতে 
পরিণত হয়ে গিয়েছিল । বিশিষ্ট লোকদের কথা তো পরে, সাধারণ লোকেরা 
অবধি কোন ‘আলিম, শিক্ষক কিংবা সংস্কারককে ততক্ষণ পর্যন্ত স্বীকৃতি দিতে, 
তীর ভক্ত সমর্থকে পরিণত হতে এবং তার বক্তৃতা-বিবৃতি ও বদ্যা-বুদ্ধি থেকে 
উপকৃত হতে চাইত না যতক্ষণ পর্যন্ত না তাঁরা তাসাওউফ ও সুলৃফ-এর গলি- 
খুপচির সঙ্গে পরিচয় এবং মকবুল ও নির্ভরযোগ্য কোন সিলসিলা বা তরীকার 
সঙ্গে সম্পর্কিত এবং কোন লীর-মাশায়েখের সাহচর্য্য ধন্য না হতেন। এমনিতেও 
কোন না কোন দর্জীয় তাযকিয়ায়ে নফস বা আত্মশুদ্ধি, ইখলাস ও য়াকীন, ব্যথা 
ও জালা ব্যতিরেকে (যা সাধারণত অধিক যিকর ও সাহচর্য ছাড়া হাসিল হয় না) 
শুধু 'ইল্ম-এর প্রাচুর্য ও বাগ্মিতার জোরে কোন প্রকৃত বিপ্লব সাধিত হয় না। 
মোটের উপর সেই যুগ ও পরিবেশে তাসাওউফ ও সুলুক, রূহানী কুওত 
(আধ্যাত্মিক শক্তি) ও হৃদয়ের জ্যোতি ব্যতিরেকে সংস্কার ও বিপ্লবের প্রয়াস 
চালানো ছিল ঠিক তেমনই যেমন অন্্রশত্ত্র ও সামরিক প্রশিক্ষণ, অনুশীলন বা 
মহড়া ছাড়াই কোন ব্যক্তির পক্ষে যুদ্ধের ময়দানে অবতণ করা এবং কোন 
প্রশিক্ষণপ্রাপ্ত ও সশস্ত্র ফৌজের মুকাবিলা করা অথবা কোন এমন লোক যিনি 
বাকশক্তি থেকে প্রকৃতিগতভাবেই বঞ্চিত- শেখাবার ও বুঝাবার দায়িত্ব পালন 
করতে চান। এটা ছিল জ্ঞান-বুদ্ধি ও এঁশী কৌশলেরই দাবী যে, সংস্কার ও 
বিপ্লবের এই ময়দানে অবতরণের পূর্বেই আল্লাহ্‌ তা'আলা হযরত শায়খ আহমদ 


চি 


১০০ হযরত মুজাদ্দিদ আলফেছানী (র) 
আস-সরহিন্দীকে তাসাওউফ ও সুলুকের কেবল সুক্ষ্মতত্ববিদই বানাননি বরং 
কাখালিয়াতসম্পন্ন ও পুর্ণতাপ্রাপ্ত বুযুর্গদের সাহচর্য ও প্রশিক্ষণের মাধ্যমে, 
অতঃপর এঁশী অনুগ্রহ ও বিশেষ মনোনয়নের মাধ্যমে তাঁকে এতে ইমামত 
(নেতৃত্ব) ও ইজতিহাদের দর্জীয় পৌঁছে দিয়েছিলেন যেন তিনি এই বিরাট 
দায়িত্বকে পূর্ণ প্রস্তুতি ও পরিপূর্ণ আস্থাসহকারে আনজাম দিতে পারেন এবং এর 
প্রভাব পৃথিবীর প্রত্যন্ত কোণে কোণে ও পরবর্তী শতাব্দীগুলোতেও কায়েম থাকে৷ 
rll ১১] ৩ এও 

সরহিন্দ পৌছে পিতার জীবিত কাল অবধি তারই খেদমতে অতিবাহিত 
করেন, তীর থেকে অপরিমেয় বাতেনী ফায়দা হাসিল করেন এবং চিশতিয়া ও 
কাদিরিয়া তরীকার সুলুক অতিক্রম করেন। এরই সাথে জাহিরী ইল্ম-এর 
তা'লীমের সিলসিলাও অব্যাহত রাখেন। 


এসময়ই হজ্জ-ই বায়তুল্লাহ্‌ ও মদীনা শরীফের যিয়ারতের প্রতি প্রবল আগ্রহ 
জন্মে এবং এই আগ্রহের আতিশয্য তাকে অশান্ত ও অস্থির করে তোলে । কিন্তু 
যেহেতু বুযুর্গ পিতা ছিলেন বয়োবৃদ্ধ এবং বাহ্যত দুনিয়া থেকে তার বিদায় 
সুহূর্তও ঘনিয়ে আসছিল বিধায় এমতাবস্থায় ভাকে ছেড়ে যাওয়াও তিনি সমীচীন 
মনে করেন নি। অতঃপর ১০০৭ হিজরীতে পিতার মৃত্যুতে সেই প্রতিবন্ধকতা 
যখন আর রইল না তখন ১০০৮ হিজরীতে হারামায়ন শারীফায়ন উপস্থিতি ও 
বায়তুল্লাহ শরীফে হজ্জ আদায় মানসে সফরের প্রস্তুতি গ্রহণ করেন এবং সরহিন্দ 
থেকে যাত্রা করে দিল্টী গৌছেন। দিল্লীর উলামা ও ফুযালা-ই কিরাম খীদের কানে 
তার বুবুগ্গী ও কামালিয়াতের খ্যাতি পূর্বেই গিয়ে পৌছেছিল_-তীর সঙ্গে 
সাক্ষাতের উদ্দেশ্যে আগমন কৃরেন। এঁদের মধ্যে মওলানা হাসান কাশ্মীরীও 
ছিলেন মীর সঙ্গে তিনি পূর্বেই পরিচিত ছিলেন। আলাপচারিতার সময় তিনি 
হযরত খাজা বাকী বিল্লাহ্‌র উচ্চ মর্তবা ও আধ্যাত্মিক শক্তির উল্লেখ করেন যিনি 
কিছু দিন আগেই মাত্র দিল্লী এসেছিলেন । হযরত মুজাদ্দিদ (র) স্বীয় পিতার সুত্রে 
নক্শবান্দিয়া তরীকার আলোচনা ও এব্যাপারে তাঁর আগ্রহের কথা শুনেছিলেন 
বিধায় তিনিও তীর সঙ্গে সাক্ষাতে আগ্রহী হয়ে ওঠেন এবং একে হারামায়ন 
শারীফায়ন-এ উপস্থিতির প্রস্ততি ও এর একটি সওগাত মনে করে হাধিরা দেবার 
সংকল্প গ্রহণ করেন এবং মওলানা হাসান কাশ্মীরী১-র সমভিব্যাহারে সেখানে 


১: হযরত খুঁজাদ্দিদ (র) সম জীবনভর তাঁর (হযরত হাসান কাশ্মীরীর) অনুগ্রহের জন্য কৃতজ্ঞ 
ছিলেন। যেহেতু তাঁর মাধ্যমেই তিনি এই চিরন্তন সম্পদ লাভে ধন্য হয়েছিলেন (দেখুন 
পত্র নং ২৭৯, ১ম দফতর) । 


হযরত মুজাদ্দিদ আল্ক-ই ছানী (র)-এর জীবন কাহিনীঃ জন্ম থেকে খিলাফত প্রাপ্তি পর্যন্ত ১০১ 


গিয়ে হাযির হন। সম্ভবত সেই মুহূর্তে অদৃশ্য লোক থেকে এই আওয়াজ ভেসে 
এসে থাকবে ৪ | 


০৭১5 ০৪ 54০ lol wl 

বন্ধুর শুভাগমন ঘটল আমরা যার প্রতীক্ষায় প্রহর গুনছিলাম। 

এই ১১, 915-এর অবস্থা বর্ণনা করবার ও এর পরবর্তী ঘটনাবলী 
লিপিবদ্ধ করবার পূর্বে হযরত খাজা বাকী বিল্লাহ্‌-র পরিচিতি পেশ করা জরুরী 
মনে করছি।১ এই ধারাবাহিকতায় আমরা সেই নিবন্ধ উদ্ধৃত করছি যা নুযহাতুল- 
খাওয়াতির (৫ম খণ্ড)-এর লেখক হযরত খাজা (কুঁসি)-র আলোচনা করতে 
গিয়ে লিখেছেন এবং তাই হবে যথেষ্ট । যেহেতু উক্ত গ্রন্থে নির্ভরযোগ্য গ্রস্থাদির 
সারাংশ এসে গেছে। 


হযরত শায়খ আবদুল বাকী ন্কশবন্দী দেহলভী (খাজা বাকী বিল্লাহ) 
মহান শায়খ কুতুবু'ল-আকতাব ইমামুল-আইন্মা রাদিয়্যুদ্দীন আবু'ল 
মুআরিযিদ “আবদুল-বাকী ইব্‌ন আবদিস-সালাম বাদাখুশী (বাকী বিল্লাহ নামে 
খ্যাত), অতঃপর দেহলভীর অস্তিতু পৃথিবীর জন্য বরকত ও সৌন্দর্যের কারণ 
ছিল। তার পবিত্র জীবন ও অস্তিত্ব ছিল সৃষ্টিজগতের মহান উদ্দেশ্য ও চূড়ান্ত 
লক্ষ্যের বিকাশ ও অভিব্যক্তি ।২ তীর পবিত্র যবান ছিল হাকীকতের খুখপাত্র এবং 
তার পবিত্র সত্তা ছিল আল্লাহ্‌ পরিচিতির সংক্ষিপ্ত-সার, ইল্ম ও মারিফতে ' 
আল্লাহর উন্মুক্ত নিদর্শন বিলায়াত ও রূহানিয়াতের আলোকোজ্জ্বল এই মিনার 
৯৭১-৭২ হিজরীর প্রান্তরেখায় কাবুলে জন্মগ্রহণ করেন এবং মওলানা মুহাম্মদ 
সাদিক হালওয়াঈর শিষ্যত্ব হণ করেন, তার সাথে মাওয়ারাউন-নাহ্র সফর 
করেন এবং দীর্ঘকাল তাঁর সান্নিধ্যে কাটান। অতঃপর তীর অন্তর মানসে সূফী 
তরীকায় প্রবেশের আগ্রহ জন্মে যার পরিণতিতে প্রচলিত প্রথাসিদ্ধ বিদ্যার্জন 
পরিত্যাগ করেন এবং মাওয়ারাউল-নাহ্র-এর শহরসমুহের বহু বুবুর্গশ্রেষ্ঠ-এর 
মজলিসে হাযিরা দিতে থাকেন। তিনি সর্বাগ্রে মখদুম আ'জম দহবেদীর খলীফা 
মওলানা লুতফুল্লাহর খলীফা শায়খ খাজা উবায়দ-এর হাতে তওবা করেন। কিন্তু 
5. নকশবন্দিয়া তরীকার বুযুর্গ শ্রেষ্ঠদের, বিশেষত এই সিলসিলার প্রতিষ্ঠাতা হযরত খাজা" 
বাহাউদ্দীন নক্শবন্দ-এর জীবনী, এই সিলসিলার বৈশিষ্ট্য ও বিশেষ নিসবতের সংক্ষিপ্ত অব- 
হিতি লাভের জন্য সিলাসিলার প্রস্ফুটিত পুষ্প হাকীমুল ইসলাম হযরত শাহ ওয়ালিয়্ুল্লাহ্‌ . 
দেহলভী রচিত গরন্থাদি বিশেষ করে ৭1 ৭141 L5১০ ৪ ১৯ অধ্যয়ন করুন। 
২, অর্থাৎ এই আয়াত ১১১২ 3! ১১১ ০411 ৬৪৯ (৪ (আমি জিন্ন ও ইনসানকে এ জন্যই 
সৃষ্টি করেছি যাতে তারা আমার ইবাদত করে) এর বাস্তব ব্যাখ্যা ও উজ্জল প্রতিচ্ছবি । 


১০২ হযরত মুজাদ্দিদ আলফেছানী (র) 


ইস্তিকামত (দৃঢ়তা,স্থিরতা)-র চিহ্ন যখন ফুটে উঠল না তখন শায়খ আহমদ 
“ য়াসুভী দিলসিলার বুযুর্গ শায়খ ইফতিখার-এর সমরকন্দ আগমনে তিনি তার 
হাতের উপর দ্বিতীয় বার তওবা করেন। কিন্তু দ্বিতীয় বারও যখন স্বীয় দৃঢ়তা ও 
অটুট সংকল্পের ক্ষেত্রে ঘাটতি অনুভব করলেন তখন অস্থির অবস্থায় আমীর 
“আবদুল্লাহ বল্খীর হাতে তৃতীয় দফা তওবা করেন এবং কিছুকাল এর সীমারেখা 
রক্ষায় পাবন্দ থাকেন। কিন্তু শেষ অবধি এই তওবাও অটুট রইল না। ইতিমধ্যে 
তিনি স্বপ্নে হযরত খাজা বাহাউদ্দীন নক্শবন্দ-এর যিয়ারত লাভ করেন এবং 
আল্লাহ্‌ওয়ালাদের তরীকার প্রতি ঝুঁকে পড়েন। যেখানেই সম্ভব হত তিনি 
সেখানেই গমন করতেন, এমন কি তিনি কাশ্মীরে শায়খ বাবা কুবরাবীর 
খেদমতে পৌছেন এবং তৎকর্তৃক উপকৃত হন। তীর সাহচর্ষে তার উপর এঁশী 
অনুগ্রহ ধারা বর্ষিত হয় এবং এই সিলসিলার পরিচিত অদৃশ্যতা ও অস্তিত্হীনতার 
(৪5 ও ৬৪) চিহ্নসমূহ প্রকাশিত হয় । উল্লিখিত শায়খ-এর ইনতিকালের পর 
তিনি শহর থেকে শহরে ঘুরে বেড়াতে থাকেন । এভাবে ভ্রমণ ও কল্যাণ অন্বোর 
কাল অতিবাহিত হবার পর হযরত খাজা “উবায়দুল্লাহ আহরার (র)-র রূহ 
প্রকাশিত হয়ে তাকে নক্শবন্দী তরীকার, তা'লীম দেন এবং তিনি পূর্ণতাপ্রাপ্ত 
হন। এরপর তিনি মাওয়ারাউ“ন-নাহ্‌র যান। সেখানে শায়খ মুহাম্মদ আমকিনকীর 
সঙ্গে সাক্ষাত ঘটে । তিনি তাকে তিন দিন পর তরীকার এজাযত প্রদান করত 
বিদায় দেন। অতঃপর তিনি হিন্দুস্তানে প্রত্যাবর্তন করেন এবং লাহোরে একবছর 
অবস্থান করেন। এখানে বহু “উলামায়ে কিরাম তীর থেকে উপকৃত হন। এরপর 
তিনি সেখান থেকে রাজধানী দিক্লীতে তাশরীফ নেন এবং ফীরষী দুর্গে অবস্থান 
করেন। দুর্গের ভেতর একটি বড় খাল ও একটি বিরাট মসজিদ ছিল। ওফাত 
পর্যন্ত তিনি সেখানেই অবস্থান করেন। 


তিনি উচ্চ পর্যায়ের সাহিবে ওয়াজ্দ ও যওক এবং নেহায়েত নম ও বিনয়ী 
স্বভাবের লোক ছিলেন। অপরিচিত ও ভিন লোকদের থেকে স্বীয় উন্নততর হালত 
লুকিয়ে রাখতে সচেষ্ট থাকতেন এবং নিজেকে হেদায়েত দানের যোগ্য মনে 
করতেন না। কেউ যদি তার নিকট বাতেনী উপকার ও কল্যাণ লাভের উদ্দেশ্যে 
আগমন করত তখন তিনি তাকে বলতেন ঃ আমার কাছে কিছু নেই, অন্য কোন 
বুষুর্গের খেদমতে গমন করুন। আর তেমন কোন বুযুর্গ ব্যক্তিত্বের সন্ধান পেলে 
আমাকেও বলবেন। মোটকথা, এতদুদ্দেশ্যে আগমনকারী লোকদের খেদমত ও 
অন্তরকে প্রবোধ দানে মশগুল থাকতেন এবং কোন প্রয়োজন বা সুক্ষ্মাতিসূক্ষ্ 
মশলার বিশ্লেষণ দানের নিমিত্তই কেবল মুখ খুলতেন ও সম্বোধিত ব্যক্তির পথ 


হযরত মুজাদ্দিদ আল্ফ-ই ছানী (র)-এর জীবন কাহিনীঃ জন্ম থেকে খিলাফত গ্রস্ত পর্যন্ত ১০৩ 


প্রদর্শনের নিমিত্তে মসলার পূর্ণ বিশ্লেষণ করতেন। তিনি বন্ধুদেরকে তীর 
সন্মানার্থে দাড়াতে নিষেধ করতেন এবং নিজেকে তাদেরই ন্যায় একজন মনে 
করতেন ও সকল অবস্থায় তাদের সঙ্গে সমব্যবহার ও সমআচরণ করতেন। বিনয় 
ও মমতার ধারণায় তিনি খালি মাটির উপরও বসে যেতেন! | 

তিনি অত্যাশ্চর্য রূহানী ও প্রভাব শক্তির অধিকারী ছিলেন। যার উপর তাঁর 
নজর পড়ে যেত তার অবস্থা বদলে যেত এবং পয়লা সাহচর্যেই যওক ও শওক 
এবং মারিফতের অধিকারী লোকদের কায়ফিয়াত তথা অবস্থা লাভ ঘটত এবং 
প্রথম তাওয়াজ্ছুহ ও তালকীনেই প্রার্থীর কলব জারী হয়ে যেত। তার ফয়েয ও 
সৃষ্টিকুলের উপর শ্লেহধারা এত সাধারণ ও ব্যাপক ছিল যে, ভীষণ শীতের এক 
রাত্রে কোন কাজে তিনি বিছানা ছেড়ে উঠে যান। ফিরে এসে দেখতে পান যে, 
লেপের ভিতর এক বিড়াল শুয়ে। তিনি তাকে জাগানো ও সরিয়ে দেবার পরিবর্তে 
ভোর অবধি বসেই কাটিয়ে দেন। একবার লাহোর অবস্থানকালে দুর্ভিক্ষ দেখা 
দেয়। এসময় তিনি কিছু খাননি। তীর নিকট যেই খাবারই আসত অভাবী ও 
হাজতমন্দদের মাঝে তা বিলিয়ে দিতেন। লাহোর থেকে দিল্পী যাবার পথে 
একজন অক্ষম ও অসহায় লোকদৃষ্টে সওয়ারী থেকে নেমে পড়েন এবং তাকে 
উঠিয়ে নেন। অতঃপর পরিচিত লোকদের হাত থেকে বাঁচার নিমিত্ত তিনি আপন 
মুখ ঢেকে তার গন্তব্যস্থল পর্যন্ত পায়ে হেটে চলেন, এরপর তিনি আরোহণ 
করেন। ভুল স্বীকার করতে এবং নিজেকে অপরাধী ভাবতে তিনি আদৌ ইতস্তত 
করতেন না৷ তিনি তীর সাথীদের থেকেই নয় বরং সর্বসাধারণ থেকেও নিজেকে 
বিশিষ্ট ভাবতেন না। 

কথিত আছে যে, তীর প্রতিবেশী এক যুবক সর্বপ্রকার কুকর্মে জড়িত ছিল। 
তিনি সব কিছু জানা সত্ত্বেও তা বরদাশ্ত করতেন। একবার তীর মুরীদ খাজা 
হুসামুদ্দীন দেহলভী স্থানীয় শাসনকর্তার নিকট এ ব্যাপারে অভিযোগ করলে 
শাসনকর্তা তাকে বন্দী করেন। শায়খ জানতে পেরে মুরীদের উপর অসন্তুষ্ট হন 
এবং তাঁকে এবিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। মুরীদ জানায়, “হযরত! যুবকটি বড়ই 
দুষ্ট প্রকৃতির ৷” হযরত দীর্ঘশ্বাস ফেলে বললেন $ জী, হাঁ! তোমরা ছিলে বড়ই 
সৎ ও সাধু আর তাই তার অন্যায় ও দোষ-ঘাট তোমাদের অনুভবে ধরা পড়েছে। 
কিন্তু আমিতো আমাকে তার চেয়ে ভাল মনে করি না আর নিজেকে ফেলে 
শাসনকর্তা অবধি তার সম্পর্কে অভিযোগ নিয়ে দৌড়েও যাইনি । এরপর চেষ্টা- 
তদৰীর করে শাসনকর্তাকে বলে তাকে ছাড়িয়ে আনেন । ওদিকে সে অনুতপ্ত হয়ে 
নিজেকে শুধরে নেয় এবং পরিশীলিত ও মার্জিত লোকদের অন্তর্ভূক্ত হয়ে যায়। 


১০৪ হযরত মুজাদ্দিদ আলফেছানী রে) | 
যখনই তার মুরীদদের থেকে কোন অন্যায় কিংবা ক্রটি-বিচ্যুতি প্রকাশ পেত 
তখনই তিনি বলতেন যে, এছিল আমারই অন্যায় ও বিচ্যুতি যা তার মাধ্যমে 
প্রকাশ পেয়েছে। ইবাদত-বন্দেগী ও পারস্পরিক লেন-দেনের ক্ষেত্রে 
সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করতেন । সেজন্য প্রথম দিকে ইমামের পিছনে সুরা 
ফাতিহা পাঠ করতেন। কেননা এব্যাপারে বহু হাদীস ও শক্তিশালী দলীল-প্রমাণ 
রয়েছে। - 
এই যে কয়েকটি ঘটনা পেশ করা হল তা তার ফযীলত ও কামালিয়াতের 
এক মা“মুলী অংশ এবং তার বিশাল চরিত্র-সিন্ধুর একটি বিন্দু মাত্র । এজন্যই 
দেখা যায় যে, অত্যল্পকালের মধ্যেই কত বিপুল সংখ্যক মানুষ তার থেকে 
বাতেনী ফয়েয লাভে ধন্য হয়েছে। ভারতবর্ষ সম্পর্কে যতদুর জানা যায়, এই 
মুবারক সিলসিলা (নক্শবান্দিরা তরীকা) তীরই মাধ্যমে বিস্তার লাভ করেছে যা 
তীর আগে আর কেউ জানতও না।১ 
শায়খ মুহাম্মদ ইবৃন ফষলুল্লাহ বুরহানপূরী বলেন যে, ওয়াজ-নসীহতে ও 
লোকদেরকে সৎপথ প্রদর্শনে তার কোন তুলনা ছিলনা । কেননা মাত্র তিন চার 
বছরের যুদ্দতে স্বীয় কল্যাণকর ও ফলপ্রসু প্রয়াসের মাধ্যমে জগতে তিনি আলোর 
বিস্তার ঘটান । এর বিস্তৃত বিবরণ মুল্লা হাশেম কাশ্মীর “যুবদাতু'ল-মাকামাত” 
নামক গ্রন্থে মিল্বে। তিনি মাত্র চল্লিশ বছর বেঁচে ছিলেন এবং ভারতবর্ষে 
আগমনের পর কুল্পে চার বছর জীবিত ছিলেন। আর এই স্বল্পকালের ভেতর তার 
সঙ্গী-সাথী ও বান্ধববর্গ কামালিয়াতের সর্বোচ্চ সোপানে পৌছে যান, এমনকি 
তারা বিগত কালের সিলসিলাগুলোর প্রভার বিলুপ্ত করে দেন এবং নক্শবান্দিয়া 
তরীকা সমস্ত সিলসিলার উপর বিজয় লাভ করে। 
মুহাম্মদ ইবৃন ফযলুল্লাহ মুহিব্বী “খুলাসাতু'ল-আছার” নামক গ্রন্থে লিখেছেন 
যে, “হযরত শায়খ আল্লাহ্‌র একটি নিশানী, প্রদীপ্ত জ্যোতি, এশী গুপ্ত-রহস্য, 
১. নক্শবান্দিয়া সিলসিলা ভারতবর্ষে দু'টো পথে পৌছে। তন্মধ্যে একটি আমীর আবুল ‘আলা 
আকবরাবাদীর মাধ্যমে যিনি আপন পিতৃব্য আবদুল্লাহ আহরারী থেকে নক্শবান্দিয়া 
তরীকায় এজাযত ও খিলাফত লাভ করেছিলেন। এই তরীকায় চিশতিয়া ও নক্শবান্দিয়া 
তরীকা পরস্পরের সঙ্গে সম্পর্কিত ও জড়িত। কাল্লী, মারহারা, দানাপুর প্রভৃতি জায়গায় 
আরুল আলাঈ সিলসিলা তাঁর দ্বারাই চালু আছে। দ্বিতীয় পথ হযরত খাজা বাকী বিল্লাহ্র ৷ 
মূলত ভারতবর্ষে এই সিলসিলার প্রচার হযরত খাজার আগমন এবং হযরত মুজাদ্দিদ 
(র)-এর এই সিলসিলায় প্রবেশের মাধ্যমে ঘটে । অতঃপর তা গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে 
(চ্ছাকাফাতুল ইসলাধিয়্যা ফি'ল-হিন্দ, নুযহাতুল খাওয়াতির-এর গ্রন্থকার মওলানা 
সায়্িদ আবদুল হাই কৃত)। 


হযরত মুজাদ্দিদ আল্ফ-ই ছানী (র)-এর জীবন কাহিনীঃ জন্ম থেকে খিলাফত প্রাপ্তি পর্যন্ত ১০৫ 


ইলৃমে জাহের ও বাতেন ও অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন। নীরব প্রকৃতি, 
বিনয়ী ও এমন সচ্চরিত্রের মালিক ছিলেন যে, মানুষের মধ্যে আদৌ বিশিষ্ট 
ভাবতেন না, এমন কি তিনি সাথী-বান্ধবদেরকে তার সম্মানে দাড়াতে বাধা 
দিতেন এবং তীর সঙ্গে মা'মূলী আচার-আচরণ প্রদর্শনের কথা বলতেন । 

মুহিববী বলেন যে, তীর থেকে অলৌকিক সব ঘটনা প্রকাশ পেয়েছে। যার 
উপর তীর চোখ পড়ত অথবা যেই তীর সিলসিলায় দাখিল হত অমনি তার উপর 
বিলুপ্তি ও ফানার প্রভাব জেঁকে বসত যদিও এই পথের সঙ্গে তার কোন পূর্ব 
সম্বন্ধ নাও থাকত ৷ মানুষ তার দরজায় বেহুশের মত পড়ে থাকত । কারো 
কারোর উপর প্রথম পাদেই 'আলমে মালাকৃত উদ্ভাসিত হয়ে যেত যা ছিল অদৃশ্য 
আকর্ষণেরই পরিণতি । 

তীর খুরীদদের মধ্যে মুজান্দিদিয়া তরীকার ইমাম ও প্রতিষ্ঠাতা হযরত 
মুজাদ্দিদ আলফে ছানী (র), হযরত শায়খ তাজুদ্দীন ইব্‌ন সুলতান উছমানী 
সন্তলী, শায়খ হুসসামুদ্দীন ইব্‌ন শায়খ নিজামুদ্দীন বাদাখশী, শায়খ ইলাহদাদ 
দেহলভী রে)-র মত জলীলুল-কদর মাশায়েখ ও সৃষ্টিকুলের মারজা' 
প্রেত্যাবর্তনস্থল) বুযুর্গ ছিলেন। 

তীর রচনাবলীর মধ্যে কতিপয় দুর্লভ পুস্তিকা, মূল্যবান পত্র ও পবিত্র কবিতা 
রয়েছে যন্মধ্যে “সিলসিলাতু'ল-আহরার” নামক গ্রন্থ রয়েছে যে গ্রন্থে তিনি 
ফারসী ভাষায় ব্যক্ত শ্লোকে স্বীয় আধ্যাত্মিক অনুভূতির ব্যাখ্যা-বিশ্লেষণ করেছেন। 

১০১৪ হিজরীর জুমাদা'ল-আখিরার ১৪ তারিখে বুধবার চল্লিশ বছর চার 
মাস বয়সে দিল্লীতে ইনতিকাল করেন। তীর কবর পশ্চিম দিল্লীতে কদম রসূল 
(স)-এর সন্নিকটে অবস্থিত প্রত্যহ বহু লোক তীর কবর যিয়ারত করে থাকে। 


বায়“আত ও পূর্ণতা প্রাপ্তি 

হযরত মুজাদ্দিদ (র) হযরত খাজা বাকী বিল্লাহ রে)-র খেদমতে হাযির 
হন। হযরত খাজা যেন তার অপেক্ষায় বসে ছিলেন! সাদর আগ্রহ ও সেহুভরে 
তিনি তীকে গ্রহণ করেন। হযরত খাজা (র)-র স্বভাব প্রকৃতিতে ছিল প্রচণ্ড 
আত্মমর্ষাদাবোধ এবং তিনি বিলম্বে ধরা দিতেন। কাউকে নিজে থেকে নিজের 
দিকে আকৃষ্ট করতেন না। কিন্তু এখনকার অবস্থা ছিল সম্পূর্ণ বিপরীত। এখানে 
প্রার্থীত জনই স্বয়ং প্রার্থী। আল্লাহ পাকই চাচ্ছিলেন হযরত খাজা রে) কর্তৃক 
হযরত মুজ্ঞাদ্দিদকে রূহানী পূর্ণতা দান করতে এবং সেই নিসবতে খাস প্রদান 
করতে যা সেই যুগে নক্শবান্দিয়া তরীকা বহন করছিল, যার বাতেনী সুলুক-এর 
জগত ও ভারতবর্ষের এই কঈ্রহানী পরিবেশে প্রয়োজন ছিল এক নতুন ধরন ও 


১০৬ হযরত মুজাদ্দিদ আলফেছানী (র) 


পদ্ধতিতে দীনের তাজদীদ অথবা নবজীবন দানের কাজ নেওয়া, তরীকতকে 
শরীয়তের অধীনে স্থাপন, সুলুকের মনযিল ভ্তর)-সমূহকে অতিক্রম করানো 
এবং উপায়-উপকরণের সাহায্যে অভীষ্ট লক্ষ্যে পৌছান। হযরত খাজা (র) তাই 
প্রথা-বিরুদ্ধভাবে বলেন £ আপনি কিছু দিন আমাদের মেহমান হিসাবে থাকুন 
এক মাস, নিদেনপক্ষে এক সপ্তাহই থাকুন। 

হযরত খাজা (র) যখন ভারতবর্ষে আগমনের এরাদা করেন তখন তিনি 
ইস্তিখারা করেছিলেন। ইস্তিখারার মাধ্যমে জানতে পারেন যে, একটি সুন্দর 
তোতা পাখী, খুব মিষ্টি ভাষায় কথা বলে, উড়ে এসে তীর হাতের উপর বসল। 
তিনি তীর মুখের থুথু পাখীর মুখে দিচ্ছেন আর পাখী তার চণ্চু দ্বারা তার মুখে 
চিনি পরিবেশন করছে। হযরত খাজা রে) তীর পীর ও মুরশিদ হযরত খাজা আ- 
মফিনকীকে এই ঘটনা বিবৃত করলে তিনি বলেন যে, তোতা ভারতবর্ধীয় পক্ষী৷ 
তোমার প্রশিক্ষণের দ্বারা ভারতবর্ষে এমন কোন ব্যক্তির জন্য লাভ ঘটবে ধার 
মাধ্যমে বিরাট এক জগত আলোকদীপ্ত হবে। এর একটি অংশ তুমিও লাভ 
করবে ।১ 

এই নির্দেশ প্রাপ্তির পর হযরত মুজাদ্দিদ রে)-এর জন্য কোনরূপ অস্বীকৃতি 
জ্ঞাপন কিংবা ওষর পেশের সুযোগই-বা ছিল কোথায়? কেননা তীর নিজের 
ভেতরই তো একজন খিষির-এর ন্যায় পথ-প্রদর্শক ও ঝর্ণা আবেহায়াতের 
সন্ধানে আকুলি-বিকুলি করছিল। তিনি এই দাওয়াত কবুল করেন। ক্রমান্বয়ে 
তার অবস্থান এক মাস দুই সপ্তাহে গিয়ে দীড়ায়। এই নিকট সান্নিধ্যে 
নক্শবান্দিয়া তরীকা হাসিলের প্রতি তার এত বিপুল আগ্রহ জন্মে যে, তিনি 
বায় 'আত হবার দরখাস্ত পেশ করেন। হযরত খাজা রে) নির্ধিধায় তার আবেদন 
কবুল করেন এবং নিভৃতে নিয়ে গিয়ে কলবী ধিকিরের তালকীন করেন। তীর 
তাওয়াজ্জুহের ফলে হযরত মুজাদ্দিদ (র)-এর কলবী যিকির জারী হয়ে যায় এবং 
তিনি এর এমন মিষ্টতা ও স্বাদ অনুভব করেন যে, দিনের পর দিন বরং প্রতি মু- 
হুর্তে তা বর্ধিত হতে থাকে। হযরত খাজা (র) তার এই অবস্থা ও উন্নতির 
বিদ্যুৎ গতি দৃষ্টে বুঝতে পারেন যে, এই সেই অপরূপ দর্শনীয় তোতা যা তাকে 
স্বপ্নে দেখানো হয়েছিল এবং এরই অপরূপ সৌন্দর্যে ও কণ্ঠ-সংগীতের দ্বারা 
ভারতবর্ষের ফুলবাণিচায় বরং ইসলামের বাগিচায় নবতর বসন্তের সমাগম হবে । 


ah তো ২১৯ ২১০ এ পথ ০৪৫ ০৫৭ 1১ ০৫৫৯ 


১. যুবদাতুল মাকামাত, ১৪০-৪১, হাযারাতুল -কুদ্‌স, ২৬-২৭ পৃ. । 


হযরত মুজাদ্দিদ আল্ফ-ই ছানী রে)-এর জীবন কাহিনীঃ জনা থেকে খিলাফত প্র“, পযজ্স ১০৭ 


_ আত্মসচেতন এক পুরুষ পৃথিবী পাল্টে দিল, পাল্টে দিল পৃথিবীর পরিবেশ । 
এই দুই-আড়াই মাসে হযরত মুজাদ্দিদ (র)-এর যে বাতেনী কায়ফিয়াত 
(আধ্যাত্মিক অবস্থা) ও উন্নতি লাভ. ঘটে এবং তিনি সুলুক-এর যেসব স্তর 
অতিক্রম করেন তা বর্ণনা করা ও শব্দের গাথুনীতে তা উপলব্ধি করা কিংবা 
করানো সম্ভব নয়।১ 


০0১09 su RSE ০4155 ০) 
404 plas ১৪০০ এ এ SS এই এ 

কার এমন দুঃসাহস যে বাগানের মালিকে জিজ্ঞেস করবে যে, বুলবুল কি 

বলল, ফুল কি শুনল আর ভোরের সিগ্ধ কোমল বাতাস কি বার্তা বয়ে 

আনল ৷, 

হযরত মুজাদ্দিদ (র) এরপর সরহিন্দ তশরীফ নেন। এই প্রথম বারেই 
হযরত খাজা (র) তীকে সুখবর দেন যে, তুমি নকুশবান্দিয়া তরীকার নিসবত 
পরিপূর্ণরূপেই লাভ করেছ। আশা করা যায় এতে দিন দিন তোমার উন্নতি লাভ 
ঘটবে। দ্বিতীয় বার যখন তিনি দিল্লীতে হাযির হন তখন তিনি (হযরত খাজা) 
তাঁকে খেলাফতের খেলাত দ্বারা ধন্য করেন এবং আল্লাহ সন্ধানীদেরকে 
তরীকতের তা'লীম, ইরশাদ ও হেদায়েত দানের এজাযত দেন এবং তার 
বিশিষ্টতম সাথীদেরকেও তরীকতের তা'লীম প্রদানের জন্য তাঁর নিকট সোপর্দ 
করেন। 

এরপর হযরত মুজাদ্দিদ তৃতীয় ও শেষ বারের মত হযরত খাজা (র)-র 
খেদমতে হাযির হন। হযরত খাজা (র) বহু দূর অবধি বাইরে গিয়ে তাকে 
অভ্যর্থনা জ্ঞাপন করেন ও বিরাট সুসংবাদ প্রদান করেন। তিনি তাঁকে 
তাওয়াজ্জুহর হাল্কার মধ্যমণি বানান এবং সুরীদদেরকে নির্দেশ দেন যে, তাঁর 
উপস্থিতিতে কেউ যেন তীর (হযরত খাজার) প্রতি মনোনিবেশ না করে। বিদায় 
দেবার সময় বলেন যে, “খুবই দুর্বল বোধ হচ্ছে । জীবনের আশা খুবই কম। 
এরপর তিনি তীর দুই দুগ্ধপোষ্য শিশুপুত্র হযরত খাজা উবায়দুল্লাহ ও হযরত 
খাজা 'আবদুল্লাহকে তার উপস্থিতিতে তৎকর্তৃক (হযরত মুজাদ্দিদ) তাওয়াজ্জুহ 
প্রদান করেন এবং বলেন যে, এদের মাকেও গায়েবানা ভাওয়াজ্জুহ দিন। 
তাওয়াজ্জুহর আছরও তাতক্ষণিকভাবেই দেখা দেয়।১ 
১. যদি কেউ তা দেখতে চান তাহলে তিনি হযরত খাজা বাকীবিল্লাহ্‌র দুই পুত্র হযরত খাজা 

উবায়দুল্লাহ ও খাজা আবদুল্লাহর নামে লিখিত ৪র্থ খণ্ডে সংরক্ষিত দফতর ১-এর ২৯৬ নং 

পত্র দেখুন । মওলানা মুহাম্মদ হাশেম কাশ্মীর নামে লিখিত ৫ম খণ্ডের দফতর ১-এর ২৯০ 
" নং পত্রও পাঠ করতে পারেন। 
২. যুবদাতুল মাকামাত, ১৫৫ পৃ. 


১০৮ হযরত মুজাদ্দিদ আলফেছানী (র) 
হযরত মুজাদ্দিদ-এর উচ্চতর মরতবা সম্পর্কে হযরত খাজা (র)-র মৌখিক 
সাক্ষ্য 
হযরত খাজা বাকীবিল্লাহ রে) তীর এক অকৃত্রিম বন্ধুকে এই সম্পর্কের পর 
একটি পত্রে লিখেন ঃ সরহিন্দের অধিবাসী শায়খ আহমদ বিপুল বিদ্যাবত্তার 
অধিকারী শক্তিশালী ‘আমলওয়ালা বুযুর্গ । অধীনের সঙ্গে কয়েক দিনের উঠা- 
বসায় তার অত্যভুত কামালিয়াত ও গুণাবলী ধরা পড়েছে। আশা করা যায় যে, 
সে এমন এক প্রদীপে পরিণত হবে যদৃদ্ধারা এক বিশাল জগৎ গ্রদীপ্ত হবে। তার 
সামগ্রিক অবস্থার উপর আমার অটুট আস্থা রয়েছে। 
স্বয়ং হযরত মুজাদ্দিদ-এর প্রথম ভাওয়াজ্জুহ ও তালকীন থেকেই দৃঢ় 
প্রতীতি জন্মে যে, তিনি এই পথের সর্বোচ্চ সোপানে গিয়ে উপনীত হবেন। এরই 
সাথে নিজের দোষ-ক্রুটি ও আপন অন্তিতৃহীনতা সম্পর্কেও তীর অন্তরে বদ্ধমূল 
ধারণা ছিল। এই সঙ্গে তিনি নিম্নোক্ত কবিতাটি প্রায় আবৃত্তি করতেন ৪ 
৪০] 35 51S aah nl 
৯০১৩০৪1৬৯০৯ sls 2৪ 
তোমার থেকে যে নূর আমার অন্তরজগতে প্রজ্লিত হল, আমার দৃঢ় 
বিশ্বাস, অবশেষে তা কাংক্ষিত প্রেমাম্পদকে পেয়েই যাবে । 
হযরত মুজাদ্দিদ রে) এই আধ্যাত্মিক তরক্কী এবং ইল্মী ও 'আমলী ফযীলত 
তথা মর্যাদার সাথে সাথে স্বীয় শায়খ ও মুরশিদকেও অত্যন্ত আদব ও সম্মান 
করতেন। কোন সময় শায়খ (র) যদি তাঁকে ডেকে পাঠাতেন তখন চেহারা 
বিবর্ণ হয়ে যেত এবং তাঁর শরীরে কীপন দেখা দিত।২ এদিকে শায়খ-এর 
আচরণও তার সঙ্গে এমন ছিল যা খুব কমই. কোন শায়খ তার মুরীদের সঙ্গে 
করে থাকেন। একবার তিনি বলেন ৪ 
BIBS 9034155৭0৫4 504 SLA (০০১০ 4S ৬০৭] আরা ০০৬ tends 
“শায়খ আহমদ সেই প্রদীপ্ত ভাঙ্কর যার আলোক-__বিভায় আমাদের মত 
হাযারো তারকা নিষ্পৃভ।”৩ 


১. যুবদাতুল মাকামাত, ১৪৫ পৃ. । 
২. প্রাগুক্ত, ১৪৯ পৃ. । 
৩. প্রাগুক্ত, ৩৩০ পৃ. । 


চতুর্থ অধ্যায় 


গুরুত্বপূর্ণ ঘটনাবলী, অবস্থা, হেদায়েত, তা“লীম ও 
তরবিয়তী তৎপরতা এবং ওফাত 


সরহিন্দে অবস্থান 

হযরত খাজা থেকে ফয়েষ লাভ ও কামালিয়াত হাসিলের পর হযরত 
মুজাদ্দিদ (র) সরহিন্দ গিয়ে একান্ত নিভৃত জীবন অবলম্বন করেন। দীর্ঘ দিন 
পর্যন্ত তিনি রূহানিয়াত প্রার্থীদেরকে তরবিয়ত (প্রশিক্ষণ) দানে বিরত থাকেন 
এবং নিজের মধ্যে ঘাটতি তীব্রভাবে অনুভব করতে থাকেন। আধ্যাত্মিক উন্নতি 
দ্রুততর গতিতে হচ্ছিল এবং তীর প্রকৃতিও ছিল উত্থানমুখী। এমতাবস্থায় 
প্রার্থীদের তা'লীম ও তরবিয়তের প্রতি মনোনিবেশ করা ছিল তার পক্ষে দুফর। 
এর জন্য অধঃমুখী হওয়া দরকার ছিল যা তখন অবধি হয়নি। 

এক পত্রে তিনি লিখেছেন যে, (এই অবস্থায়) “আমার ক্রুটি-বিচ্যুতি 
সম্পর্কিত জ্ঞান দিবালোকের মত পরিষ্কার হয়ে গেছে। যে সব প্রার্থী আমার 
নিকট জড়ো হয়েছিল তাদেরকে একত্র করে আমার ক্রটি-বিচ্যুতি বললাম এবং 
তাদেরকে বিদায় দিলাম । কিন্তু এ সব প্রার্থী একে আমার বিনয় ভেবে আমার 
প্রতি তাদের ভক্তি-্রদ্ধা ত্যাগে রাধী হলনা ৷ কিছু কাল পর আল্লাহ্‌ সুবহানাহু ওয়া 
তা'আলা স্বীয় হাবীব (স.)-এর তোফায়ল-এ অপেক্ষমান ও প্রত্যাশিত আহওয়াল 
দান করেন।”১ 

অবশেষে সেই মুহূর্তও ঘনিয়ে এল ও তীর ফয়েয সর্বত্র পরিব্যাপ্ত হল এবং 
প্রার্থীদের পূর্ণতা দান ও হেদায়েত প্রদানের কাজ শুরু হল। মুজাদ্দিদ সাহেব স্বীয় 
মুরীদ ও তরীকতের ভ্রাতৃবৃন্দের অবস্থা ও আধ্যাত্মিক উন্নতির কথা বিস্তৃত 
আকারে আপন শায়খকে লিখে জানাতে থাকেন। এমন সব সুস্বগ্ন ও কায়ফিয়াত 
প্রকাশিত হয় যাদ্বারা তাঁর নিশ্চিত বিশ্বাস জন্মে যে, আল্লাহ পাক তাকে দিয়ে বড় 
কোন কাজ নেবেন এবং তীর দ্বারা দীনের কোন. আজীমু'শ-শান খেদমত 


১, মকতুবাত, পাত্র নং ২৯৩, দফতর ৯। 


১১৩ হযরত মুজাদ্দিদ আলফেছানী (র) 
আনজাম পাবে ।১ তৃতীয় বারের উপস্থিতির পর আর হযরত খাজা (র)-র সাহচর্য 
ভাগ্যে জোটেনি। 


লাহোর সফর 
হযরত মুজাদ্দিদ কিছুকাল সরহিন্দে অবস্থানপূর্বক স্বীয় শায়খ-এর ইঙ্গিতে ও 
নির্দেশে লাহোর সফর করেন। দিল্লীর পর লাহোর ছিল তৎকালীন ভারতবর্ষের 
দ্বিতীয় “ইলমী ও দীনী মারকাধ (শিক্ষা ও ধর্মীয় কেন্্)এবং সেখানে বহু সংখক 
উলামা ও মাশায়েখ বর্তমান ছিলেন। তাদের মধ্যে এক বিপুল সংখ্যক তার 
আগমন বার্তা শ্রবণে তীকে সাদর ও উষ্ণ অভ্যর্থনা জ্ঞাপন করেন এবং অত্যন্ত 
সম্মান ও শ্রদ্ধা সহকারে গ্রহণ করেন।২ মওলানা তাহের লাহোরী (যিনি পরে 
হযরত মুজাদ্দিদ-এর বিশিষ্ট খলীফাদের অন্তর্গত হন), মওলানা হাজী 
মুহাম্মদ,মওলানা জামালুদ্দীন তালভী তার হস্তে হস্ত স্থাপন পূর্বক বায়'আত করত 
মুরীদ দলভুক্ত হন। এখানে যিক্র ও মুরাকাবার হালকা কায়েম হত এবং 
সাহচর্ষের মজলিস সরগরম থাকত 1৩ 
হযরত মুজাদ্দিদ লাহোর অবস্থান কালেই হযরত খাজা (র)-র ইনতিকালের 
খবর পান। মুজাদ্দিদ-এর উপর এর গভীর প্রভাব পড়ে। অস্থির ও বিপর্যস্ত 
অবস্থায় তিনি দিল্লী দিকে সফরের মোড় ঘুরিয়ে দেন। পথেই সরহিন্দ কিন্তু 
তথাপিও ঘরে না গিয়ে সোজা স্বীয় শায়খ ও মুরশিদের মাযারে গিয়ে উপস্থিত 
হন। তিনি শায়খ রে)-এর পুত্রদের ও তরীকতের ভ্রাতৃবৃন্দের প্রতি শোক জ্ঞাপন 
করেন এবং তাদের ইচ্ছার প্রতি সম্মান প্রদর্শন পূর্বক সান্তনা প্রদানের নিমিত্ত 
কয়েক দিন দিল্লী অবস্থান করেন। অতঃপর তরবিয়ত ও হেদায়েতের যেই 
মাহফিল খাজা (র)-র অবর্তমানে শূন্য হয়ে গিয়েছিল তা পুনরায় জীবন্ত এবং 
বিমর্ষ ও শোকাহত দিল সজীব ও প্রাণবন্ত হয়ে ওঠে ৪ | 
কিছুদিন অবস্থানের পর তিনি সরহিন্দ গমন করেন। এরপর মাত্র একবার 
দিল্লী ও দু'তিনবার আগ্রা যাবার সুযোগ ঘটে৷ শেষ জীবনে তিন বছর শাহী 
সৈন্যের সঙ্গে (যার বিবরণ সামনেই মিলবে) কয়েকটি শহর ও স্থান অতিক্রম 
কালে সে সব শহর ও স্থানের লোকজন তীর সাহচর্য থেকে উপকৃত হয়।৫ 
৯. প্র. পত্র নং ৮৪, দফতর ২। 
২, খুবদাতুল-মাকামাত, ১৫৭ পৃ. । 
৩, যুবদাতু‘ল-মাকামাত, ১৫৮ পৃ. রওদাতু‘ল-কায়্যুমিয়াতে বর্ণিত হয়েছে যে, এই সফরে খান 
খানান ও যুর্ভাযা খান (সাযিয়দ ফরীদ) বায়'আত ও মুরীদ হন। ১১৭ পৃ. । 
8. প্রাগুক্ত, রওদাতু'ল-কায়্যুমিয়া, ১৬৬-৬৭ ৷ 
৫. প্রাগুক্ত, রওদাতু’ল-কায়্যুমিয়া, ১৬৬-৬৭ ৷ 


গুরুত্বপূর্ণ ঘটনাবলী, অবস্থা, হেদায়েত, তা'লীম ও তরবিয়তী তৎপরতা এবং ওফাত১১১ 


দাওয়াত ও তাবলীগ, হেদায়াত ও তরবিয়তের বিস্তৃত ব্যবস্থাপনা এবং 
তত্প্রতি ধাবমান ব্যাপক জনন্রোভ 


১০২৬ হিজরীতে তিনি তাঁর বহু খলীফাকে হেদায়াত ও তাবলীগের 
উদ্দেশ্যে বিভিন্ন স্থানের প্রেরণ করেন। এঁদের ৭০ জনকে মওলানা মুহাম্মদ 
কাসিমের নেতৃত্বে তু্কিপ্তানের দিকে পাঠিয়ে দেন, ৪০ জনকে মওলানা ফররুখ 
হুসায়নের নেতৃত্বে আরব,য়ামন, শাম (বর্তমান সিরিয়া, লেবানন,জর্দান ও 
ফিলিস্তীন) ও রোম (তুরস্ক)-এর দিকে পাঠানো হয়। ১০ জন যিম্মাদার ও 
তর্বিয়তপ্রাপ্ত হযরত মওলানা মুহাম্মদ সাদিক কাবুলীর অধীনে কাশগড়ের 
দিকে,৩০ জন খলীফা মওলানা শায়খ আহমদ বাকীর নেতৃত্বে তুরান, বাদাখশান 
ও খুরাসান গমন করেন। এ সমস্ত হযরত স্ব-স্ব স্থানে বিরাট সাফল্য অর্জন করেন 
এবং আল্লাহ্‌র বান্দাগণ এঁদের থেকে উপকৃত হয় ।৯ _ 

বহু নামী-দামী উলামায়ে কিরাম ও মাশায়ের্থ ধাদের আপন আপন জায়গায় 
বিরাট সম্মান ও মর্যাদার চোখে দেখা হত, দুর্গম ও দুরতিক্রম্য মনধিল 
অতিক্রমপূর্বক সরহিন্দ-এ উপস্থিত হন এবং বায়'আত গ্রহণ করেন ও আধ্যাত্মিক 
উপকার লাভ করেন। এঁদের মধ্যে বাদাখশানের শাহের আস্থাভাজন শায়খ তাহের 
বাদাখৃশী, তালিকানের বিখ্যাত "আলিম শায়খ আবদুল হক শাদমানী, মওলানা 
সালেহ কুলাবী, শায়খ আহমদ বরসী, মওলানা ইয়ার মুহাম্মদ ও মওলানা যুসুফ 
বিশেষভাবে উল্লেখযোগ্য । তিনি এঁদের অধিকাংশকেই খিলাফত ও এজাযত 
প্রদান করত দাওয়াত ও হেদায়াতের নিমিত্ত স্ব-স্ব স্থানে পাঠিয়ে দেন।২ 

ভারতবর্ষেও তিনি বিভিন্ন জায়গায় তাঁর খলীফাদেরকে দাওয়াত ও 
হেদায়াতের নির্দেশ দেন। খাজা মীর নু'মানকে খিলাফত প্রদান করত দাক্ষিণাত্যে 
প্রেরণ করেন। তার খানকাহে কয়েকশ” আরোহী ও অগণিত মানুষ পায়ে হেটে 
যিকর ও মুরাকাবার উদ্দেশ্য হাযির হ'ত । শায়খ বদী“উদ্দীন সাহারনপুরীকে 
খিলাফত প্রদান করত প্রথম সাহারনপুর, অতঃপর শাহী সৈন্যনিবাস আথায় 
মোতায়েন করেন। সেখানে তিনি লোকপ্রিয়তা অর্জন করেন এবং সর্বজনগ্ৰাহ্য 
হন। সাম্রাজ্যের বহু অমাত্য তীর ভক্ত ও অনুরাক্তে পরিণত হন। সেনাবাহিনীর 
হাযার হাযার সদস্য ভার মুরীদ হয় । প্রতিদিন লোকের এত বেশী ভীড় হ'ত যে, 
১. যুবদাতুল মাকামাত, ১৫৯ পৃ. 1 
২. বিস্তারিত দ্র. রওদাতু'ল-কায়্যুমিয়্যা, ১২৮-২৯, হাযারাতু'ল-কুদ্‌স-এও খলীফাদের . 

আলোচনায় নানাভাবে তাদেরকে বিভিন্ন জায়গায় প্রেরণ এবং হেদায়াত ও তরবিয়তের 

নিমিত্ত নির্দেশ দানের উল্লেখ রয়েছে । দ্র. ২৯৯-৩৬৯ পৃ. । 


১১২ হযরত মুজাদ্দিদ আলফেছানী (র) 


বড় বড় আমীর-উমারা খুব কষ্টে তার যিয়ারত লাভে সক্ষম হ'ত । মীর মুহাম্মদ 
নু'মান কাশ্শীকে যিনি হযরত খাজা বাকী বিল্লাহ্র অন্যতম খলীফা ছিলেন, 
পুনরুপি বায়'আত করত এজাযতনামা প্রদান পূর্বক বুরহানপুর প্রেরণ করেন। 
সেখানে তিনি সকলের প্রত্যাবর্তন স্থলে পরিণত হন। লোকের অবস্থার সংশোধন 
ও পরিশুদ্ধি ঘটে । শায়খ তাহের লাহোরীকে লাহোর (যা ছিল ভরতবর্ষের দ্বিতীয় 
শিক্ষা ও রাজনৈতিক কেন্দ্র)-এর আধ্যাত্মিক জ্ঞান-পিপাসুদের পথ প্রদর্শনের 
নিমিত্ত প্রেরণ করেন। তার মাধ্যমে পার্বতী এলাকায় আধ্যাত্মিক ফয়েয পৌঁছে। 
শায়খ নুর মুহাম্মদ পাটনীকে এজাযত প্রদান করত পাটনা শহরের দিকে পাঠিয়ে 
দেন এবং তার মাধ্যমে তৎসন্নিহিত এলাকায় হেদায়াত ও তাবলীগ এবং ধৰ্মীয় 
জ্ঞান দৌনী ইল্ম) থেকে ফায়দা হাসিলের ধারা শুরু হয়। শায়খ হামীদ বাঙ্গালী 
কে সুলুকের মনযিলসমূহ অতিক্রম করিয়ে এবং তা‘লীম ও তরীকতের এজাযত 
প্রদানপূর্বক বাঙ্গালা অভিমুখে পাঠিয়ে দেন। শায়খ তাহের বাদাখুশীকে কামা- 
লিয়াত হাসিলের পর তা'লীম ও তরীকতের এজাধত দান করত জৌনপুর প্রেরণ 
করেন। মওলানা আহমদ বাকী তা'লীম্ ও তরবিয়তে অনুমতি লাভের পর বার্ক 
পৌঁছে জনগণকে সৎপথ প্রদর্শন ও প্রশিক্ষণ দানে মশগুল হয়ে পড়েন এবং স্বীয় 
সুরীদদের অবস্থাসমূহ পত্রের মাধ্যমে হযরতের খিদমতে লিখে পাঠাতে থাকেন। 
শায়খ আবদুল হাই হিসার শাদমান (ইস্ফাহান এলাকার)-এর অধিবাসী ছিলেন। 
ঘকতৃবাত-এর ২য় দফতর তৎকর্তৃক বিন্যস্ত ও সংকলিত । হযরত মুজাদ্দিদ (র) 
তাকে তা'লীম ও তরীকতের অনুমতি প্রদান পূর্বক পাটনা অভিমুখে পাঠিয়ে 
দেন। শায়খ আবদুল হাই শহরের মধ্যে তরীকত- পিয়াসীদের তৃষ্ণা নিবারণ 
করতেন। শায়খ নূর মুহাম্মদ গঙ্গা নদীর ধারে হেদায়াত ও তরবিয়তের বর্নাধারা 
জারী করে রেখেছিলেন। শায়খ হাসান রাকীও আপন স্বদেশভূমিতে সুন্নাহ ও 
তরীকা প্রচারে আদিষ্ট ছিলেন। সাইয়্যিদ মুহিবুল্লাহ মানিকপূরীকে খিলাফত 
প্রদান করত মানিকপূর প্রেরণ করেন৷ অতঃপর তিনি হযরত মুজাদ্দিদ (র)-এর 
অনুমতিক্ৰমে এলাহাঁবাদে স্থানান্তরিত হন। শায়খ করীমুদ্দীন বাবা হাসান 
আবদালী বিশেষ তাওয়াজ্জুহ দ্বারা ধন্য হয়ে স্বদেশ প্রত্যাবর্তন করেন ।২ ১০২৭ 
হি. পূর্ণ হয়নি__হযরত মুজান্দিদ-এর জালালতে শান, হেদায়াত ও তরবিয়ত 
প্রেশিক্ষণ) শক্তির কথা ভারতবর্ষের বাইরেও পৌঁছে গিয়েছিল। লোকে দলে দলে 
হযরত মুজাদ্দিদ-এর যিয়ারত ও তার থেকে উপকার লাভের আশায় আগমন 


১. পশ্চিমবঙ্গে বর্ধমানের অন্তর্গত মঙ্গলকোটে তীর মাষার বর্তমান। __অনুবাদক। 
২. হাযারাতু'ল-কুদৃস ও অপরাপর গ্রন্থ । 


গুরুত্বপূর্ণ ঘটনাবলী, অবস্থা, হেদায়েত, তা'লীম ও তরবিয়তী তৎপরতা এবং ওফাত ১১৩ 


করতে থাকে । মাওয়ারা উন-নাহ্র, বাদাখশান, কাবুল ও অপরাপর অনারব 
দেশের অনেক শহরেই তীর খ্যাতির কথা গিয়ে পৌঁছেছিল। ভারতবর্ষে এমন 
শহর খুব কমই ছিল যেখানে তীর কোন প্রতিনিধি কিংবা কোন দাঈ ইলাল্লাহ 
(আল্লাহ্‌র দিকে আহ্বানকারী) বিদ্যমান ছিলেন না। 


সমকালীন সম্রাট জাহাঙ্গীরের আচরণ ও দৃষ্টিভঙ্গি 


১০১৪ হিজরীতে সম্রাট জালালুদ্দীন আকবরের মৃত্যু হয় এবং তেদীয় পুত্র) 
নুরুদ্দীন জাহাঙ্গীর সিংহাসনে আরোহন করেন। সম্রাট আকবরের রাজত্বকালে 
ইসলাম ও মুসলমানদের উপর যে অব্যাহত চাপ ও নির্যাতন নেমে এসেছিল যা 
এই বিশাল ভূখণ্ড যো মুসলিম বিজেতাগণ তাদের টাটকা খুন, ইসলামের 
সংস্কারক ও সেবকগণ তীদের শরীর নিঃসৃত ঘর্ম এবং আধ্যাত্মিক সাধকগণ 
নিশীথ রাতের কান্নার মাধ্যমে আর্দ্র ও সিক্ত করেছিল) থেকে ইসলামের মূলোৎ- 
পাটনের কাজ যে শক্তি ও পরিকল্পনা মাফিক করা হয়েছিল তা তার ব্যাথাতুর 
দিল্‌ ও ইসলামের মর্যাদাবোধ-উদ্দীপ্ত প্রকৃতিকে অস্থির করে তোলার জন্য যথেষ্ট 
ছিল। কিন্তু কিছুটা তার অবস্থার পূর্ণতা সাধন ও আধ্যাত্মিক প্রস্তুতিতে গভীরভাবে 
নিমগ্নতার দরুন আর কিছুটা এজন্যও বটে যে,ফেতনা তখন মধ্যাহ্ন গগনে 
অবস্থান করছিল এবং তখন অবধি সেই সব প্রান্তিক উপায়-উপকরণ তার হাতে 
এসে গৌঁছেনি যে সবের সাহায্যে তিনি সাম্রাজ্য ও তার প্রবণতা এবং 
মুসলমানদের সম্পর্কে তার রাজনীতির উপর প্রভাব ফেলতে পারেন। তিনি তার 
সংস্কার ও পুনরুজ্জীবনমূলক কর্মকাণ্ড তখন অবধি পূর্ণ শক্তিতে শুরু করেন নি 
আর যদি শুরু করেও থাকেন তবে তার বিস্তৃত বিবরণ ইতিহাসে মেলে না । তবে 
এতটুকু জানা যায় যে, তিনি খানে খানান সায়্যিদ সদর জাহান, মুর্তাযা খান 
প্রমুখ আমীর ও অমাত্যের মাধ্যমে সম্রাটকে উপদেশপূর্ণ বার্তা প্রেরণ করেন। 
এসব অমাত্য সম্রাটের আস্থাভাজন ও নৈকট্যপ্াপ্ত ছিলেন। অপর দিকে হযরত 
মুজাদ্দিদ (র)-এর প্রতি ভক্তি-শ্রদ্ধাও তাদের অন্তরে আসন গেড়ে ছিল। 

জাহাঙ্গীরের ইসলামের প্রতি কোন প্রকার শক্রতামূলক মানসিকতা ছিলনা, 
তাই নয় বরং এক ধরনের প্রসন্ন দৃষ্টি ও ভক্তি বিজড়িত মানসিকতাই ছিল এবং 
কোন নতুন ধর্মের প্রচলন ও আইন জারীর প্রতি তীর কোন আকর্ষণ কিংবা আগ্রহ 
ছিল না। তাঁর জীবন-দর্শন ছিল তীর প্রপিতামহ (সম্রাট বাবর)-এর এই বাণী ৪ 

০০০৪ 9333 lle ব SS is Ab 

"বাবর! আনন্দ-আয়েশে মত্ত হও; পৃথিবী আর পুনরায় ফিরে আসবে না।” 

৮ 


১১৪ হযরত মুজাদ্দিদ আলফেছানী (র) 
তিনি সম্রাটের এই সরল..ও উদার প্রকৃতি থেকে ফায়দা গ্রহণ করে 
ভারতবর্ষের মাটি থেকে সেই সমস্ত প্রভাব-প্রতিক্রিয়া নিঃশেষ করবার সংকল্প 
নেন যা সাবেক সম্রাটের আমলে. জন্ম: নিয়েছিল এবং যার বিস্তৃত বিবরণ 
আগামীতে স্বতন্ত্র এক অধ্যায়ে বিবৃত হবে । 
কিন্তু এই বিপ্ববাত্বক মিশন শুরুর পূর্বেই গোয়ালিয়র দুর্গে তীর বন্দি 
বরণের ঘটনা সংঘটিত হয় যা কয়েক দিক দিয়ে হযরত মুজাদ্দিদ (র)-এর 
জীবন এবং সেই যুগের সংস্কার ও পুনজাগরণের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ 
ঘটনা । সীরাত ও জীবনীমূলক সাধারণ বই-পুস্তকে কথিত হয়ে আসছে যে, 
সম্রাট জাহাঙ্গীরের সামনে “মকতৃবাত” (পেত্রাবলী)-এর সেই সব নাযুক বিষয় 
পেশ করা হয় যার উপলব্ধি ও অনুধাবন ভাসাওউফের পরিভাষা ও সুক্মাতিসুন্ষ 
বিষয়সমূহ এবং লেখকের উদ্দেশ্য ও মানসিকতা উপলদ্ধি ও অনুধাবনের উপর 
নির্ভরশীল বস্ততপক্ষে যা ছিল সেই সব সাময়িক কাশ্ফ ও অনুভূতিলন্ধ বিষয় যা 
সালিক (আধ্যাত্মিক পথের পথিক)-এর আধ্যাত্মিক জগতে ভ্রমণ ও চলাকালে 
সাময়িকভাবে দেখা দিয়ে থাকে এবং যেগুলি সম্পর্কে স্বীয় শায়খ ও মুরুববীকে 
অবহিত করা জররী4১ 
জাহাঙ্গীরের জন্য এই সব বিষয় উপলদ্ধি ও অনুধাবন ছিল তার ক্ষমতা 
বহির্ভূত এবং যেসবের ভেতর একজন সহজ সরল সুন্নী আকীদা বিশিষ্ট 
. মুসলমানের জন্য যিনি কাশ্ফ, ওয়াকি'আ, ‘উবূর ও ইস্তিক্রার-এর পার্থক্য 
জানেন না ;ভীত-সন্তরস্থ ও উদ্বিগ্ন হবার পরিপূর্ণ উপকরণ বিদ্যমান ছিল । তিনি 
এতে বিরাট বিস্ময় প্রকাশ করেন এবং সে সবকে সাধারণ মুসলমান এবং আহলে 
সুন্নত ওয়া'ল-জামা'আতের স্বীকৃত আকীদার পরিপন্থী ভাবেন, একে আত্মপূজা 
১, দ্র. পত্র নং ১১, দফতর ১ম হযরত মুর্শিদ খাজা বাকী বিল্লাহ্র নামে । জাহাঙ্গীর ছাড়াও 
আধ্যাত্মিকতার এই জগত সম্পর্কে যারা অজ্ঞ-_এ ধরনের অনেক পাগ্ডিত্যের অধিকারী 
লোকও এজাতীয় লেখা পড়ে সংকটে নিপতিত হন। এঁদের মধ্যে খ্যাতনামা আলিম, 
“ইলমে হাদীসের প্রকাশক, শরীয়ত ও তরীকতের সমনয়ক হযরত শায়খ আবদুল হক 
বুখারী দেহলভীর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য । দীর্ঘ দিন ধরে তিনি এবিষয়ে দ্বিধাবিত 
ছিলেন। এ ব্যাপারে তীর হযরত মুজান্দিদের সঙ্গে পত্র বিনিময়ও হয়েছিল । অবশেষে তার 
সকল সন্দেহ-সংশয়ের অবসান ঘটে এবং তিনি তৃপ্ত হন যা তিনি তার এক পত্রে 
বলেছিলেন । তদীয় পুত্র শায়খ নূরুল হক বর্ণনা করেন যে, “গভীর অনুসন্ধানে একথা জানা 
গেছে যে, হাসান খান নামক জনৈক পাঠান যে হযরত শায়খ (মুজাদ্দিদ)-এর অন্যতম 
মুরীদ ছিল__কোন কথায় ব্যথা পেয়ে ও অসস্ুষ্ট হয়ে চলে যায় এবং তার নিকট রক্ষিত 
শারখ-এর মকতৃবাতের একটি হস্তলিখিত পাগুলিপি বিকৃত ও বর্ধিত করত বিকৃত অবস্থায় 
স্থানে স্থানে ছড়িয়ে দেয়” মোনাকিবু'ল-'আরিফীন, শাহ ফতেহ মুহাম্মদ ফতেহপুরী চিশতী, 
১২৬পৃ) । ভুল বোঝাবুঝি এবং গোলমাল ও হাঙ্গামার ভিত্তি এই সব বিকৃত পত্র 
মেকতুব)ও হতে পারে। 


গুরুত্বপূর্ণ ঘটনাবলী, অবস্থা, হেদায়েত, তা'লীম ও তরবিয়তী তৎপরতা এবং ওফাত১১৫ 


জ্ঞান করেন। স্বীয় আত্মজীবনী “তুঘুক”-এ যেখানে ঘটনাবলীর আলোচনা পেশ 
করেছেন সেখানে তীর বিশ্ময়ের পরিষ্কার প্রতিফলন লক্ষ্য করা যাবে। মুজাদ্দিদ 
সাহেবের উল্লেখ করেছেন তিনি খুবই অনুচিত পন্থায় ও কতকটা অবজ্ঞাভরে ।১ 
এথেকেও পরিমাপ করা যায় যে, তিনি (সম্রাট) মুজাদ্দিদ সাহেবের মর্তবা ও 
মকাম সম্পর্কে আদৌ অবহিত ছিলেন না এবং তিনি একজন তুরানী মুগল 
আমীরের কলম দিয়ে যিনি মুসলমানদের সাধারণ আকীদা-বিশ্বাস ছাড়া আর 
কিছু জানেন না, যিনি নিজেকে তাদের মদদগার ও মুহাফিজ মনে করেন, 
নির্দ্বিধায় স্বীয় ধারণা ব্যক্ত করছেন। শায়খ বদী'উদ্দীন সাহারনপুরী শাহী সৈন্যদের 
মধ্যে যে বিপুল জনপ্রিয়তা লাভ করেছিলেন এবং সাম্রাজ্যের অমাত্যবর্গের যে 
হারে তীর খেদমতে আনাগোনা শুরু হয়ে গিয়েছিল একেও লোকেরা রঙ চড়িয়ে 
ও ফুলিয়ে ফাপিয়ে পেশ করতে শুরু করে এবং এর দ্বারা বিপদাশংকার কথা ব্যক্ত 
করা হয়। এও বলা হয় যে, হযরত মুজাদ্দিদ শায়খ (বদী'উদ্দীন)-এর মাধ্যমে 
সৈন্যদের সঙ্গে ষড়যন্ত্র পাকাচ্ছেন এবং সম্রাটের বিরুদ্ধে বিদ্রোহের পরিকল্পনা 
আটছেন। এ সময় শ্বায়খ বদী'উদ্দীনের দ্বারা স্বীয়. ভক্তির আতিশয্যে এমন 
কতকগুলো বেফাস কথা ও অসর্তকতাও প্রকাশ পায় এবং তিনি তার কতক 
ঘটনা কাশ্্‌ফ- +5০ ১ ০৪০ ০৬) 1১$ (জ্ঞান ও বুদ্ধিমত্তার পরিমাপ অনুযায়ী 
লোকের সাথে কথা বল)-এর উপদেশের প্রতি দূকপাত না করে এর এমন কিছু 
বিবরণ দেন যা "৬// ০৯ এবং ৮43) (9 ১ (অর্থাৎ অনেক সময় 
সমাজের বিশিষ্ট লোকেরাও সাধারণ লোকের মত এবং সাধারণ মানুষ পশুর ন্যায় 
আচরণ করে)-এর বোধ ও উপলব্ধি শক্তি বহির্ভূত ছিল যা তাদের মধ্যে নানা 
বিভ্রান্তি ও কানাঘুষার জন্য দেয়।২ এর প্রভাব ও প্রতিক্রিয়া হযরত মুজাদ্দিদ (র) 
অবধি গিয়ে পৌছে। সম্রাট জাহাঙ্গীর আধ্যাত্মিক জগত সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ 
ছিলেন একথা পূর্বেই বলা হয়েছে। দরবারে তার কান ভারী করবার মত. 
লোকেরও অভাব ছিল না এবং যেহেতু মুজাদ্দিদ সাহেব শী'আদের বিভ্রান্তিকর 
আকীদা-বিশ্বাস এবং এর কার্যকর প্রভাব-প্রতিক্রিয়ার মুকাবিলা করে চলেছিলেন 
যা ইরানীদের (যাদের সকলেই ছিল শী'আ দলভুক্ত) ভারতে আগমন ও শাহী : 
দরবারে জেঁকে বসার পর থেকে মুসলিম সমাজ জীবনের উপর ছেয়ে যাচ্ছিল। 
তিনি সুস্পষ্টভাবে ও পরিষ্কার ভাষায় আহলে সুন্নত ওয়া'ল-জামা'আতের 


১ দ্র. তুযুক-ই জাহাঙ্গীরী (সম্রাট জাহাহ্গীরের আত্মজীবনী), ২৭২-৭৩ পৃ. ১৪শতম 
রাজ্যাভিষেক বর্ষের ঘটনাবলী, ১০২৮ হি. ৷ 
২. যুবদাতু'ল-মাকামাত, ৩৪৮ পৃ. । | 


১১৬ হযরত মুজাদ্দিদ আলফেছানী (র) 


'আকীদা-বিশ্বাস প্রচার করতেন । এখেকে যদি দরবারের প্রভাবশালী ইরানী 
নেই। উল্লিখিত সমস্যাকে রাজনৈতিক রূপ দেবার পর এর গুরুত্‌ আরও বেড়ে 
যায় এবং সম্রাটও তীর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেন। 

এ ছিল এমন এক সময় যখন. হযরত মুজাদ্দিদ (র) আধ্যাত্মিক জগতের 
মধ্যাহ্ন গগনে বিরাজ করছিলেন এবং তীর ব্যস্ততা ও কর্মতৎপরতা, একই সঙ্গে 
তার খ্যাতি ও জনপ্রিয়তা ছিল তুঙ্গে। সম্ভবত এর ভেতর আল্লাহর কোন অপার 
কুদরত ও হিকমতও থেকে থাকবে যে, তাঁর আধ্যাত্মিক মর্যাদা ও উত্থানের 
যৌবন লগ্নে তাকে এই বিপদ ও পরীক্ষার মাঝে নিক্ষেপ করত 'আব্দিয়ত তথা 
গোলামীর সেই সব মকাম অতিক্রম করানো হবে এবং আধ্যাত্মিক উন্নতির সেই 
মকামে উন্নীত করা হবে স্বভাবত যা মুজাহাদা ও পরীক্ষা ব্যতিরেকে হাসিল হয় 
না। 


ইতিহাস ও জীবনী গ্রন্থের সাধারণ বই-পুস্তকে গোয়ালিয়র দুর্গে তাঁর 
নজরবন্দী করার পেছনে কারণ হিসেবে সেই বিশেষ পত্রের মেকতুব যা হযরত 
মুজাদ্দিদ স্বীয় শায়খ ও মুরশিদকে লিখেছিলেন) নাযুক তথা সংবেদনশীল 
বিষয়াদি, মুকাশিফাত ও আধ্যাত্মিক জগতে পরিত্রমণের সিলসিলার সেই সব 
সৃষ্াতিসুক্্ম বিষয়সমূহকেই দায়ী করা হয় ষদ্দারা তিনি বহু আকাবিরে উম্মত 
(উম্মাহর শ্রেষ্ঠতম সন্তান)-এর মধ্যে উচ্চতর মকামের অধিকারী বলে প্রমাণিত 
হ্ন। 

কিন্তু লেখকের মতে এতে সন্দেহের যথেষ্ট অবকাশ রয়েছে যে, হযরত 
মুজাদ্দিদের উপর এই বিপদ কেবল এই ভূল বোঝাবুঝির দরুন এসেছিল এবং 
এর কারণ ছিল জাহাঙ্গীরের ধর্মীয় মর্যাদাবোধের ও জমহুর আহলে সুন্নত ওয়াস্ল- 
জামা'আতের 'আকীদা-বিশ্বাস ও স্বীকৃত বিষয়াদির প্রতি সমর্থন কিংবা কেবল 
দরবারী “আলিম অথবা সেই যুগের সন্মানিত ‘আলিম ও শ্রদ্ধেয় মাশায়েখদের 
দাবী ও পীড়াপীড়ির দরুন করা হয়। জাহাঙ্গীর কোন কালেই এধরনের মন- 
মানসের লোক ছিলেন না এবং তীর ধর্মীয় অনুভূতিও কখনও এতটা তীব্র ও 
সংবেদনশীল ছিলনা যে, তিনি তাঁর উপলব্ধি ও বোধশক্তি বহির্ভুত একটি সম- 
স্যার ক্ষেত্রে সাম্রাজ্যের কিংবা রাজনীতির সঙ্গে যার কোন সম্পর্ক ছিলনা যদ্দরুন 
এমন একজন উন্নত মর্ধাদর অধিকারী ধর্মীয় ব্যক্তিত্বের বিরুদ্ধে এতবড় বিরাট 


. গুরুত্বপূর্ণ ঘটনাবলী, অবস্থা, হেদায়েত, তা'লীম ও তরবিয়তী তত্পরতা এবং ওফাত ১১৭ 


পদক্ষেপ গ্রহণ করবেন যিনি হাযার হাযার মানুষের ভালবাসা ও ভক্তি-শ্রদ্ধার 
কেন্দ্র ছিলেন। 

এর আগে তীর পিতা (সম্রাট আকবর) ও পিতামহ (হুমায়ুন)-এর আমলে 
শায়খ মুহাম্মদ গওছ গোয়ালিয়রী মে'রাজের দাবী করেছিলেন এবং এর দরুন 
উলামায়ে কিরামের মধ্যে গোলযোগ ও অস্থিরতা দেখা দিয়েছিল।১ তীর বিরুদ্ধে 
ফতওয়াও প্রদত্ত হয়েছিল৷ কিন্তু তদসত্ব্বেও সম্রাট হুমায়ূন কিংবা আকবর তার 
বিরুদ্ধে কোন ব্যবস্থা নেননি। স্বয়ং জাহাঙ্গীরের আমলেই বহু মাশায়েখ 
“ওয়াহাদাতু'ল-ওজুদ”-এর শেষ সীমা “সৃষ্টা ও সৃষ্টি এক ও অভিন্ন” এই অবধি 
পৌঁছে গিয়েছিলেন এবং তাঁরা তাদের এসব মত খোলাখুলি প্রকাশও করতেন। 
সেই যুগেই শায়খ মুহিব্বুল্লাহ এলাহাবাদী২ আরবীতে ২-এ| নামক গ্রন্থ লিখেন 
এবং ফারসীতে এর ভাষ্য লিখেন। কিন্তু জাহাঙ্গীর এসবের প্রতি কোন জক্ষেপ 
করেন নি। একথা মনে রাখতে হবে যে, বিতর্কিত পত্র ১১ (যাকে গোটা কাহি- 
মীর ভিত্তি বানানো হয়েছিল) হযরত খাজা বাকী বিল্লাহ্র নামে ১০১২ হি. তে 
লিখিত এবং তিনি বন্দী হন ১০২৮ হিজরীতে এর ১৬ বছর পর। 

লেখকের মতে এর প্রকৃত কারণ ছিল এই যে, দরবারের আমীর-উমারা ও 
সাম্রাজ্যের অমাত্যবর্গের সঙ্গে হযরত মুজাদ্দিদ-এর বিশেষ সম্পর্ক স্থাপিত হয়ে 
গিয়েছিল এবং তারা হযরতকে গভীর শ্রদ্ধা করতেন যা এমন একজন তীক্ষ 
উডটীন করেছিলেন এবং সম্রাটের অপরাপর পুত্রদের বিরুদ্ধে শক্তি পরীক্ষায় অব- 
ভীর্ণ হয়ে সিংহাসনে উপবেশন করেছিলেন, তৎপ্রতি সন্দেহ সৃষ্টির জন্য যথেষ্ট 
ছিল। এও সম্ভব যে, সম্রাট সেই গ্রভাবমন্তিত ও জ্বালাময়ী পত্রগুলো সম্পর্কেও 
অবহিত হয়ে থাকবেন যেসব পত্র হযরত মুজাদ্দিদ সাম্রাজ্যের এ সব অমাত্য 
বরাবর অবস্থার সংস্কার ও পরিবর্তন এবং ইসলামের সমর্থনে সমর্থনকারী ভূমিকা 
কামনায় লিখেছিলেন । 

দরবারের এসব আমীর-উমারা ও সাম্রাজ্যের অমাত্যবর্গের মধ্যে ছিলেন খান 
আ'জম মির্যা 'আবীযুদ্দীন, খান জাহান খান লোদী, খান খানান মির্ধা আবদুর 
রহীম,মির্যা দারার, কিলীজ খান প্রমুখ ।৩ 
১, বিস্তারিত দ্র. অধ্যাপক মুহাম্মদ মাস“উদের শাহ মুহাম্মদ গওছ গোয়ালিয়রী নামক গ্রন্থ, করাটী 


৩. এথেকেও এমতের সমর্থন মিলে যে, জাহাঙ্গীর তার আত্মজীবনীতে নিজেই লিখছেন যে, 
শায়খ-এর খলীফা প্রতিটি প্রদেশ ও নগরে নিয়োজিত (২৭২ পৃ.) । অধিকত্ত তার 
গ্রেফতারের কারণ ছিল জনগণের উত্তেজনা প্রশমন (২৭৩)। 


১১৮ হযরত মুজাদ্দিদ আলফেছানী (র) 

মুগল সম্রাটগণ মাশায়েখ-ই "ইজামের প্রতি জনগণের সীমাতিরিক্ত ভক্তি- 
শ্রদ্ধা, তাদের দিকে ব্যাপক জনস্রোত এবং তাদের চতুষ্পার্শে পতঙ্গের ন্যায় 
জনসমাগমকে সব সময় ভীতির চোখে দেখতেন । মুজাদ্দিদ সাহেবের শ্রেষ্ঠতম 
খলীফা হযরত সায়্যিদ আদম বিন্ুরীর সঙ্গেও একই ব্যাপার ঘটে । ১০৫২ 
হিজরীতে তিনি যখন লাহোর তশরীফ নেন তখন তীর সঙ্গে উলামা, সায়্যিদ 
বংশীয় লোক ও মাশায়েখ এবং বিভিন্ন শ্রেণীর দশ সহম্্র ভক্ত-অনুরক্ত ছিল। 
সম্রাট শাহজাহান তখন লাহোরেই অবস্থান করছিলেন! তিনি তীর লোকপ্রিয়তায় 
ভীত ও আতংকিত হয়ে এমন অবস্থার সৃষ্টি করেন যাতে তিনি ভারতবর্ষ থেকে 
হিজরতপূর্বক পবিত্র ভূমির দিকে (মক্কা ও মদীনা) গমন করেন। গোয়ালিয়র 
দুর্গের কারাজীবন শেষ হবার পরও দীর্ঘকাল অবধি শায়খকে সেনাবাহিনীর সঙ্গে 
রাখার পেছনে সম্ভবত এটাই ছিল কারণ যাতে সম্রাট বুঝতে প্রারেন-সাম রাজ্যের 
আমীর-উমারা ও অমাত্যবর্ণের সঙ্গে শায়খ-এর সম্পর্কের প্রকৃতি কি এবং তিনি 
যেন নিশ্চিন্ত হতে পারেন যে, তীর থেকে সাম্রাজ্যের কিংবা ক্ষমতার প্রতি 
বিপদাশংকার কোন কারণ নেই কিংবা কোন প্রতিপক্ষ ও ভাগ্যান্বেষী শক্তির পক্ষে 
তাকে দিয়ে ফায়দা লুটবার সুযোগ নেই। সম্রাট যখন তীর কর্মপন্থা দৃষ্টে 
পরিপূর্ণরূপে আশ্বস্ত হলেন এবং তার ইখলাস (একান্তিক নিষ্ঠা), আল্লাহ্‌র প্রতি 
নিবেদিতচিত্ততা, নিঃস্বার্থপরতা ও উন্নত মর্যাদা পর্যবেক্ষণ করলেন এবং তিনি 
যখন নিজেই প্রত্যক্ষ করলেন যে, দুনিয়ার শান-শওকত ও জীকজমক তীর নিকট 
কানাকড়ির মূল্যও বহন করে না তখন তিনি তাঁকে সরহিন্দে স্বাধীনভাবে 
অবস্থানের অনুমতি দেন। 
গোয়ালিয়র দুর্গে নজর বন্দী 
সে যাই হোক, সম্রাট হযরত মুজাদ্দিদকে স্বীয় আবাসে (আথায়) ডেকে 
পাঠান এবং সরহিন্দের শাসনকর্তাকে যে কোন প্রকারেই হোক শায়খকে তার 
কাছে পাঠিয়ে দেবার নির্দেশ দেন। [নির্দেশ প্রাপ্তির পর) শায়খ সে সময় উপস্থিত 
পাঁচজন মুরীদ সমভিব্যাহারে রওয়ানা হন। সম্রাট তার আগমন সংবাদ শ্রবণের 
পর স্বীয় আমীরদেরকে হযরত শায়খকে অভ্যর্থনা জ্ঞাপনের জন্য প্রেরণ করেন, 
শাহী মহলের নিকট তীবু স্থাপন করান এবং সাক্ষাতের নিমিত্ত তাকে দরবারে 
ডেকে পাঠান। তিনি দরবারে গমন করেন, কিন্তু শরীয়ত বিরোধী হওয়ায় 
সম্রাটকে কুনির্শ করেন নি। জনৈক খোদাভীতিহীন সভাসদ বিষয়টির প্রতি 
সম্বাটের দৃষ্টি আকর্ষণ করেন এবং বলেন যে, জাহীপনা! শায়খ দরবারের 
রীতিনীতির্‌ প্রতি উপেক্ষা প্রদর্শন করেছেন। সম্ত্াট এর কারণ জিজ্ঞেস করায় 


গুরুত্বপূর্ণ ঘটনাবলী, অবস্থা, হেদায়েত, তা'লীম ও তরবিয়তী তৎপরতা এবং ওফাত ১১৯ 


তিনি বলেনঃ আমি অদ্যাবধি আল্লাহ ও তদীয় রসূল সে) নির্দেশিত আদব-কায়দা 
ও নির্দেশ অনুসরণ করে আসছি। এর বহির্ভূত অন্য কোন আদব ও রীতিনীতির 
সঙ্গে তিনি পরিচিত নন। সম্বাট অসন্তুষ্ট হয়ে তাকে সিজদা করতে বলেন ।৯ 
উত্তরে শায়খ বলেন ৪ আল্লাহ ভিন্ন কাউকে যেমন কখনও সিজদা করিনি, কখনও 
করবও না। সম্রাট এতে আরও অসন্তুষ্ট হন এবং গোয়ালিয়র দুর্গে তাকে 
নজরবন্দী করবার নির্দেশ দেন।২ 

এই ঘটনার পূর্বে শাহজাহান শোয়খ-এর যিনি ভক্ত ও অনুরক্ত ছিলেন) 
আল্লামা আফযাল খান ও খাজা "আবদুর রহমান মুফতীকে ফিক্হ-এর কিতাবাদি 
ও এই পয়গামসহ হযরত মুজাদ্দিদ-এর নিকট পাঠান যে, এজাতীয় পরিস্থিতিতে 
সম্রাটদের প্রতি সম্মানসূচক সিজদা (সিজদা-ই তাহিয়্যাঃ)-র অনুমতি রয়েছে। 
আপনি যদি সম্ত্রটকে সিজদা করেন তাহলে আপনার কোন ক্ষতি হবে না, এ 
বিষয়ে আমি জামিন হতে ও দায়িত্ব নিতে রাজী আছি। শায়খ উত্তরে জানান যে, 
এ অনুমতি শুধু কারও ক্ষতির হাত থেকে বাঁচার জন্যই দেওয়া হয়েছে। কিনু 
শরীয়তের মূল ম্পিরিটের ('আবীমত-এর) দাবী এই যে, আল্লাহ, ভিন্ন অপর 
কাউকে সিজদা করা খাবে না।ত | 

গ্রেফতারীর এই দুঃখজনক ঘটনা মার্চ ১৬১৯/১০২৮ হিজরীর রবী“উছ-ছানী 
মাসের কোন এক সময় সংঘটিত হয় । কেননা সম্রাট তার আত্মজীবনীতে এই 
মাসের সংঘটিত ঘটনাবলীর মাঝেই এর উল্লেখ করেছেন। গ্রেফতারীর পর তার 
ঘর-বাড়ী, কুয়া, বাগান ও কিতাবাদি সব কিছুই বাজেয়াফৃত করা হয় এবং তার 
পরিবার-পরিজনদেরকে অন্যত্র স্থানান্তরিত করা হয় 18 


গোয়ালিয়র কারাত্যত্তরে সুনত-ই ফুুফী (আ) পালন 

গোয়ালিয়রের এই বন্দী জীবন আল্লাহ তা'আলার বহু হিকমত, অপার 
অনুগ্রহ, ধর্মীয় উপযোগিতা, আধ্যাত্মিক উন্নতি ও সাধারণ জনগণের মধ্যে বর্ধিত 
জনপ্রিয়তার উপর স্থাপিত ছিল। হযরত রুসুফ (আ)-এর সুন্নত অনুসরপপূর্বক 
কারা-সঙ্গীদের মাঝে তিনি দীনের তাবলীগ ও হেদায়াতের পয়গাম পৌছুবার 


১, দরবারী সিজদার প্রচলন ঘটে সম্রাট আকবরের আমল থেকে এবং তা শাহী আদবের 
অন্তৰ্ভুক্ত হয়। সম্রাট আওরঙ্গযীব তা উঠিয়ে দেন। 

২. হাযারাতুল কুদস ১১৭ পৃ. ৷ 

ত. প্রাগুক্ত, ১১৬ পৃ. | 

৪. তুষুক-ই জাহাঙগীরী, ২৭২-২৭৩ পৃ. ও মকতৃব ২, দফতর ওয়। 


১২০ হযরত মুজাদ্দিদ আলফেছানী (র) 


কাজ জোরে-শোরে শুরু করেন। হযরত যুসুফ (আ)-এর মতই তিনি তার কারা- 
সঙ্গীদেরকে সম্বোধন করতেন £ 


০৫] ১৯০ alll pl ৬ ০৪৯০৪০০৯৪০1 এপি ০৯৮০৮ 

(হে কারা সঙ্গীছয়! বিভিন্ন প্রতিপালক উত্তম নাকি একক পরাক্রমশালী 
আল্লাহ?” সূরা যুসুফ $ ৩৯ আয়াত)-এর আওয়াজ এত সজোরে উচ্চারণ করেন 
যে, দুর্গের প্রতিটি দরজা ও দেওয়াল ধ্বনিত ও প্রতিধ্বনিত হয়ে ওঠে এবং এর 
আওয়াজ দুর্গের বাইরে থেকেও শ্রুত হয়। কথিত আছে যে, কয়েক হাযার 
অমুসলিম কয়েদী তীর দাওয়াত ও তবলীগ, তীর সাহচর্য ও প্রশিক্ষণ ধন্য হয়ে 
ইসলাম কবুল করে এবং শতশত কয়েদী মুরীদও সাহচর্য ধন্য হয়ে উচ্চতর 
মকামে উন্নীত হতে সক্ষম হয় । ডঃ টি, ডব্লিউ. .আর্নন্ড-এর ভাষায় ৪ 

“সম্বাট জাহাঙ্গীরের আমলে (১৬০৫-১৬২৮ খৃ.) শায়খ আহমদ মুজাদ্দিদ 
নামক একজন সুন্নী আলিম শী"আ 'আকীদা-বিশ্বীস প্রত্যাখ্যানের ক্ষেত্রে খুবই 
মশহুর ছিলেন। সে সময় শাহী দরবারে শী“আদের অপ্রতিহত প্রভাব ছিল । তারা 
কোন এক অজুহাতে তাঁকে বন্দী করতে সক্ষম হয়। দু'বছর তিনি বন্দী ছিলেন৷ 
আর এই সময়কালের মধ্যে তিনি তার কারা-সঙ্গীদের ভেতর থেকে শতশত 
মূর্তিপূজককে ইসলামে দীক্ষিত করেন ।” 

তেমনি Encyclopaedia of Religion and Ethics -এ ইসলামের 
প্রচার প্রসঙ্গে লিখিত আছে যে, “১৭শ শতকে ভারতবর্ষে শায়খ আহমদ 
মুজাদ্দিদ নামক জনৈক ‘আলিমকে অন্যায়ভাবে বন্দী করা হয়। তার সম্পর্কে 
বর্ণিত আছে যে, কারাগারে থাকাকালে তিনি তীর সাথীদের মধ্য থেকে কয়েকশ" 
মূর্তিপূজারীকে ইসলাম ধর্মে দীক্ষা দেন ।”১ 
বন্দী জীবনের নে'মত ও স্বাদ 

গোয়ালিয়র দুর্গের এই স্বল্পকালীন বন্দী জীবনে হযরত মুজান্দিদ-এর উপর 
যে হারে আল্লাহ্র অনুগ্রহ বর্ষিত হয় এবং তার যে আধ্যাত্মিক উন্নতি, প্রকৃত 
বিনয়-নম্রতার স্বাদ ও নির্জনে আল্লাহ্‌র বিস্ময়কর শানের উপলব্ধি-রূপ স্বাদ লাভ 
ঘটে হযরত তার বিশিষ্ট খাদেমদের নামে প্রেরিত পত্রে নে'মতের শুকরিয়া 
হিসেবে অত্যন্ত রসিয়ে রসিয়ে তা উল্লেখ করেছেন। মীর মুহাম্মদ নু‘মানের নামে 
লিখিত এক দীর্ঘ পত্রে যা তিনি গোয়ালিয়র থেকে পাঠিয়েছিলেন- বলেন ৪ 


১. যুরোপের দৃষ্টিতে হযরত মুজাদ্দিদ আলফে ছানী, মওলানা আবদুল মাজেদ দরিয়াবাদী কৃত। 
দ্র. আল-ফুরকান, মুজাদ্দিদ সংখ্যা, ১৩৫৭ হি. 


গুরুত্বপূর্ণ ঘটনাবলী, অবস্থা, হেদায়েত, তা"লীম ও তরবিয়তী তৎপরতা এবং ওফাত ১২১ 


“যদি কেবল আল্লাহ্‌র অনুগ্রহে এশী ফয়েয ও অনুগ্রহ বর্ষণের ধারা এবং 
তার অফুরন্ত পুরস্কার ও বদান্যতার উপর্যুপরি প্রকাশ এই অধমের কারান্তরালের 
সঙ্গী না হত তাহলে হতাশা ও নিরাশার গভীর পংকে নিমজ্জিত হবার সমূহ 
আশংকা বিদ্যমান ছিল এবং আশা- ভরসার ক্ষীণ সুত্রটুকুও ছিন্নভিন্ন হয়ে যেত। 
সেই সর্বময় সম্ভার যাবতীয় প্রশংনা যিনি আমাকে মহাদুর্যোগের মধ্যেও নিরাপত্তা 
ও প্রশান্তি দান করেছেন, অত্যাচার-নির্ধাতনের মধ্যেও সম্মানিত করেছেন, দুঃখ- 
কষ্টের মধ্যেও আমার প্রতি ইহসান (সদয় আচরণ) করেছেন, আরাম ও 
মুসীবতের মাঝে শুকরিয়া জ্ঞাপনের তওফীক দিয়েছেন এবং আঘিয়া? 
আলায়হিমু’স-সালাত ওয়া'স-সালামের আনুগত্য ও আওলিয়া-ই কিরামের 

ংক অনুসরণকারী এবং উলামা ও বুমুর্গদের প্রতি ভালবাসা পোষণকারীদের 
অন্তর্ভুক্ত করেছেন । আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলার রহমত ও বরকত প্রথমে 
আধিয়া-ই কিরাম “আলায়হিমু*স-সালামের উপর, অতঃপর তাদের 
অনুসরণকারীদের উপর নাযিল হোক ।”১ 

মনে হয় সম্রাটের নির্দেশে হযরত মুজান্দিদ-এর থেফতারীর খবর চতুর্দিকে 
ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর নানা রকম আলোচনা ও গুঞ্জন শুরু হয়। এক 
কিসিমের লোক এর উপর রঙ চড়িয়ে ফলাও প্রচার করে এবং নানা রূপ 
কাল্পনিক জল্পনা-কল্পনা চলে। খাদেম ও ভক্তকুল স্বাভাবিকভাবেই এতে আহত ও 
কষ্ট অনুভব করে। নানাজনের নানা মন্তব্য ও সমালোচনার প্রতি ইঞ্জিতপূর্বক 
তিনি তীর অপর এক নিষ্ঠাবান ভক্ত শায়খ বদী“উদ্দীনকে কারাগার থেকে 
লিখেন ই 

“অধম যখন এই কারাগারে পৌঁছে তখন প্রথম অবস্থাতেই অনুভব করছিল 
যে, লোকের নিন্দা ও কটু-কাটব্যের ঢেউ শহর-বন্দর ও গ্রাম-গঞ্জের দিক থেকে 
দ্যুতিময় মেঘের ন্যায় উপফুর্পিরি ধেয়ে আসছে এবং আমার আধ্যাত্মিক অবস্থাকে 
নীচু স্তর থেকে উচ্চতর পর্যায়ের দিকে নিয়ে যাচ্ছে। বছরের পর বছর আমাকে 
জামালী তরবিয়তের মাধ্যমে আধ্যাত্মিকতার উচ্চতর মকামসমূহে উত্তরণ ঘটানো 
হয়েছে আর এখন জালালী তরবিয়তের মাধ্যমে সেই সমস্ত মকাম অতিক্রম 
করানো হচ্ছে। অতএব আপনার সবর ধৈর্য)-এর নয় বরং রিদা (তুষ্ট) ও 
তসলীম সেমর্সিতচিত্ততা)-এর মকামে অবস্থান করা দরকার এবং জামাল ও 
জালাল (সিগ্ধতা ও তীব্রতা-এশী সত্তার দুইটি রূপ) কে সমতুল্য ও সমরূপ জ্ঞান 
করুন।”২ 
১. পত্র নং ৫, দফতর ওয়, ৭ম খণ্ড, হযরত মওলানা আবদুশ শাকুর অনুদিত, ইমাম রব্বানী 


নামক নিবন্ধ থেকে উদ্ধৃত। 
২, পত্র নং৬, দফতর ওয়, গম খণ্ড। 


১২২ হযরত মুজাদ্দিদ আলফেছানী (র) 

হযরত মুজাদ্দিদ কারাগার থেকে তার পুত্রদেরকেও পত্র লিখেন। এসব পত্রে 
তাদেরকে ধৈর্য ধারণ: আল্লাহ্র দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন ও তীর ফয়সালাকে 
অবনত মস্তকে মেনে নেবার জন্য উপদেশ দেন এবং আল্লাহ্‌র প্রতি পূর্ণ 
মনোনিবেশ দান, দু'আ ও মুনাজাত, যিক্র ও তিলাওয়াত, আল্লাহ্‌ ব্যতিরেকে 
সব কিছুকে অস্বীকৃতি জ্ঞাপন এবং নিজেদের লেখাপড়ার প্রতি অধিকতর 
মনোযোগ দানের জন্য অব্যাহত তাকীদ প্রদান করতে থাকেন ।১ 

কতক বর্ণনা থেকে জানা যায় যে, হযরত মুজাদ্দিদ-এর এই অহেতুক 
গ্রেফতারীর বিরূপ প্রতিক্রিয়া দরবারের ধর্মভীরু আমীর ও সাম্রাজ্যের 
অমাত্যবর্গের মাঝে দেখা দেয়। কোন কোন জায়গায় হাঙ্গামা ও গোলবোগের 
ঘটনাও ঘটে ।২ আবদুর রহীম খান খানান,.খান-ই আণজম, সায়্যিদ সদর 
জাহান, খান জাহান লোদী প্রমুখ জাহাঙ্গীরের এই পদক্ষেপে অসন্তুষ্ট ও মনঃক্ষুণু 
ছিলেন। সমকালীন ইতিহাস থেকে এই হাঙ্গামা ও গোলযোগের খুব একটা বেশি 
সক্ষ্য পাওয়া যায় না এবং পূর্ণ নির্ভরতার সাথে একথাও বলা খায় না যে, এসবের 
সাথে হযরত সুজাদ্দিদ-এর গ্রেফতারীর সম্পর্ক কতটা ছিল। 

সে যাই হোক, (যে কোন কারণেই হোক)৩ সম্রাট স্বীয় পদক্ষেপের দরুন 
লজ্জিত হন কিংবা তার এই বন্দিত্কালকেই যথেষ্ট মনে করেন এবং হযরত 
মুজাদ্দিদ-এর সঙ্গে সাক্ষাতের আগ্রহ ব্যক্ত করত শাহী মহলে আগমনের দাওয়াত 
জানান । হযরত মুজাদ্দিদ পূর্ণ এক বছর গোয়ালিয়র দুর্গে বন্দী ছিলেন। এতদৃষ্টে 
তার মুক্তি জুমাদা'ল-আখিরা ১০২৯ হি./ মে ১৬২০ হয়ে থাকবে মনে হয়। 


শাহী সৈন্য ও রাজকীয় সাহচর্ষে অবস্থান এবং এর প্রভাব ও বরকত 
হযরত মুজাদ্দিদ (র) বিরাট সম্মান ও শ্রদ্ধার সাথে দুর্গের বাইরে বেরিয়ে 

আসেন। তিন দিন সরহিন্দ অবস্থান পূর্বক আগ্রার শাহী সেনানিবাসে তশরীফ 

নেন। যুবরাজ শাহযাদা খুররম এবং উযীরে আ‘জম তাকে অভ্যর্থনা জানান। 


৯, পত্র নং ২, দফতর ওয়, ৭ম খণ্ড, হযরত খাজা মুহাম্মদ সাঈদ ও খাজা মুহাম্মদ মাসূমের 
নামে প্রেরিত পত্র। 

২. এই ধারায় সেনাপতি মহাঁবত খানের বিদ্রোহের উদ্ধৃতি দেওয়া হয়। কিন্তু মনে রাখতে 
হবে যে, মহাবত খানের বিদ্রোহের ঘটনা ১০৩৫/১৬২৬ সালের । এর চার পাঁচ বছর 
পূর্বেই হযরত মুজাদ্দিদ মুক্তি পেয়েছেন এবং তিনি ইতিমধ্যেই দুনিয়া থেকে বিদায় গ্রহণ 
করেছেন। কাজেই উল্লিখিত তথ্য সত্য নয়। 

৩. কথিত আছে যে, সম্রাট জাহাঙ্গীর স্বপ্নে হযরত রসূল মকবুল (স)-এর যিয়ারত লাভ 
করেন । তিনি দেখতে পান যে, সরওয়ারে কায়েনাত (সো) আফসোসের সাথে আঙুল দাতে 
কামড়ে বলছেন $ জাহাঙ্গীর! তুমি কত বড় এক ব্যক্তিকে বন্দী করে রেখেছ। 


গুরুত্বপূর্ণ ঘটনাবলী, অবস্থা, হেদায়েত, তা'লীম ও তরবিয়তী তৎপরতা এবং ওফাত ১২৩ 


সম্রাট কয়েক দিন শাহী সৈন্যের মাঝে অবস্থানের জন্য তার আগ্রহের কথা ব্যক্ত 
করেন। তিনি এতে সম্মত হন। এই সাহচর্ষের দ্বারা সম্রাট ও তার সৈন্যকুল খুবই 
উপকৃত হন৷ জাহাঙ্গীর তার আত্মজীবনীতে লিখেছেন যে, “শায়খকে মুক্তি দানের 
পর আমি শায়খকে শাহী খেলাত ও ব্যয় নির্বাহের জন্য এক সহস্র বর্ণ) মুদ্রা 
প্রদান করি এবং স্বগৃহে প্রত্যাবর্তন কিংবা তীর (সম্রাটের) সঙ্গে অবস্থানের 
এখতিয়ার দিই। তিনি আমার সাথে অবস্থানকে অগ্রাধিকার প্রদান করেন ।” 

হযরত মুজাদ্দিদ শাহী সেনানিবাসে তীর এই অবস্থান এবং এর উপকারিতা 
ও বরকত সম্পর্কে তীর পুত্রদেরকে লিখেন যে, সেনাশিবিরে এভাবে 
্বার্থলেশহীনভাবে থাকাকে আমি খুবই দুর্লভ সম্পদ মনে করছি এবং এখানকার 
একটি ুহুর্তকে অন্য যে কোন স্থানের সহস মুহূর্তের তুলনায় শ্রেয় জ্ঞান করছি।১ 

অপর একপত্রে তিনি লিখেন £ 

“আল্লাহ পাকের যাবতীয় প্রশংসা এবং তার মনোনীত বান্দাগণের উপর 
সালাম । এদিকে যে অবস্থা ও রূপ লাভ করছে তা আল্লাহ্র প্রশংসা ও 
সতিলাভের যোগ্য । অত্যাশ্চর্য ও বিস্ময়কর সাহচর্যের মাঝে আমার দিন কাটছে 
এবং আল্লাহ তা'আলার অপার অনুগ্রহে ধর্মীয় ব্যাপারে ও ইসলামের মূলনীতি 
বিষয়ে আলোচনায় কোনরূপ ছাড় প্রদানের কিংবা সমঝোতার অবকাশ পড়েনা । 

“আল্লাহ পাকের রহমতে এসব মজলিসে সেই সব কথাবার্তাই আলোচিত 
হয় যা একান্ত বৈঠকে ও নিভৃত মাহফিলে আলোচিত হয়ে থাকে। একটি 
বৈঠকের অবস্থা লিখতে গেলেও বিরাট ভলিউমের দরকার পড়বে ।”২ 

সে সময় অনুষ্ঠিত একটি শাহী মজলিসের বিবরণ পেশ করতে গিয়ে অপর 
এক পত্রে তিনি বলেন £ 

“আমার পুত্রদের প্রেরিত পত্র গেলাম। আল্লাহর প্রশংসা যে, আমি ভাল 
আছি। অদ্যকার সদ্য সংঘটিত একটি ব্যাপারে তোমাদেরকে লিখছি, ভালভাবে 
মনে রেখ । অদ্য শনিবার রাত্রে শাহী মজলিসে গিয়েছিলাম । রাত্রির একপ্রহর 
অতিক্রান্ত হবার পর সেখান থেকে ফিরে আসি। এরপর হাফিজ থেকে তিন পারা 
কুরআন শরীফ শুনি, রাত্র দবিপ্রহরের অতীত হলে ঘুম আসল ৷" 

খাজা হুসসামুদ্দীনকে লিখিত অপর এক পত্রে বলেন ৪ 
১. পত্র নং ৪৩, দফতর ওয়; 


২. পত্র নং ১০৬, দফতর অয়; 
৩. পত্র নং ৭৮, দফতর ওয়; মওলানা সায়্যিদ যিওয়ার হুসায়ন কৃত “হযরত মুজাদ্দিদ 


আল্ফেছানী”র উর্দু অনুবাদ থেকে উদ্ধৃত । 


১২৪ হযরত মুজাদ্দিদ আলফেছানী রে) 


“আমার পুত্র ও সঙ্গী-সাথীদের যারাই আমার সাথে রয়েছে তারা আধ্যাত্মিক 
পথে দ্রুত উন্নতি করছে। তাদের উপস্থিতির দরুন এই সেনা ছাউনী যেন 
খানকায় পরিণত হয়েছে।”১ 

শাহী সৈন্যের সঙ্গে তিনি লাহোর পৌঁছেন। সেখান থেকে তিনি সরহিন্দ 
যাত্রা করেন। সরহিন্দে তিনি সম্রাটকে ভোজের দাওয়াত জানান । হযরতের ইচ্ছা . 
ছিল সরহিন্দ থেকে যাবার, কিন্তু তার বিচ্ছেদ সম্রাটের মনঃপুত ছিল না। সেখান 
থেকে দিল্লী, দিল্লী থেকে বানারস, অতঃপর বানারস থেকে আজমীর গিয়ে 
অবস্থান করেন। 
জাহাঙ্গীরের উপর মুজাদ্দিদে প্রভাব 

কোন কোন গ্রন্থে অধুনা যেসব গ্রন্থে মুজান্দিদের জীবনী নিয়ে আলোচনা ও 
গবেষণা হয়েছে হযরত মুজাদ্দিদের সঙ্গে সম্রাট জাহাঙ্গীরের গভীর শ্রদ্ধা ও রীতি 
মাফিক বার'আতের সম্পর্ক দেখানো হয়েছে? কিন্তু নির্ভরযোগ্য কোন ইতিহাস 
গ্রন্থেই এর সমর্থন মেলে না । সম্রাট জাহাঙ্গীর তার “আত্মজীবনী”তে কয়েক 
স্থানে যেভাবে হযরত মুজাদ্দিদ-এর উল্লেখ করেছেন তা থেকে উল্লিখিত বর্ণনার 
সত্যতা সমর্থিত হয় না। একজন সম্রাট ক্ষমতার নেশায় যতই মোহগ্রস্ত হোন 
এবং তার লেখার ভঙ্গী যতই রাজকীয় হোক, তিনি তীর শায়খ-এর আলোচনা 
এরূপ ভঙ্গিতে করতে পারেন না। অধ্যাপক ফ্রাউমান তদীয় গ্রন্থেও (পৃ.৩৫-৩৬) 
এই অভিমত ব্যক্ত করেছেন যে, জাহাঙ্গীর হযরত মুজাদ্দিদের হাতে মুরীদ হবার 
কথা প্রমাণিত নয় এবং তীর মধ্যে বড় রকমের কোন পরিবর্তনও সাধিত হয় নি! 
অপরাপর প্রথমিক প্রাচীন জীবনীকারদের কেউই না জাহাঙ্গীরের বায়'আতের 
উল্লেখ করেছেন, না শাহজাহানের কথাই উল্লেখ করেছেন। অবশ্য একথা 
অস্বীকার করা যায় না যে, জাহাঙ্গীর হযরত মুজাদ্দিদ-এর সাহচর্য থেকে উপকৃত 
হয়েছেন। তার মধ্যে নতুন ধর্মীয় প্রেরণা জাগ্ুত হওয়া, বিধ্বস্ত মসজিদগুলোর 
পুন নির্মাণ এবং বিজিত এলাকায় মকতব-মাদরাসা কায়েমে তার আগ্রহের 
ক্ষেত্রে এর বিরাট ভূমিকা ছিল। ১০৩১/১৬২১ সালে কাংড়া দুর্গ জয়ের সময় 
তিনি যেভাবে ইসলামী মানসিকতার পরিচয় দিয়েছিলেন এবং সেখানে ইসলামী 
প্রথা-পদ্ধতির প্রচলন ঘটিয়েছিলেন এথেকেও তার এই পরিবর্তন ও ধর্মীয় 
দৃষ্টিভঙ্গির উন্নতির পরিচয় মেলে যাকে মুজাদ্দিদ সাহেবের সাহচর্যের ফয়েষ 
(ফেল) বলা যেতে পারে। 


১. পত্র নং ৭২, দফতর অয়; 
২. দ্র. তুরুক-ই জাহাঙীরী, ৩৪০ পৃ. এম অধ্যায়; 


গুরুত্বপূর্ণ ঘটনাবলী, অবস্থা, হেদায়েত, তা'লীম ও তরবিয়তী তৎপরতা এবং ওফাত ১২৫ 


জীবনের অন্তিম যাত্রা 
খাজা মুহাম্মদ কাশী লিখেন যে, ১০৩২/১৬২২ সাল। তিনি (হযরত 

মুজাদ্দিদ) তখন আজমীরে। তিনি তার ভক্তদের লক্ষ্য করে বললেন ৪ তার 

একপত্রে তিনি বলেন ৪ ১১/৩০২১১২১এ১১১১০০ ৮1১1৪] “জীবনের অন্তিম 
মুহূর্ত ঘনায়মান আর সন্তানগণ দূরে ।” পুত্রেরা পত্র পেতেই আজমীরে এসে 
উপস্থিত হন। একদিন একান্তে পেতেই দুই পুত্র খাজা মুহাম্মদ সা'ঈদ ও খাজা 
মুহাম্মদ মা‘সুমকে বললেন £ এখন আর আমার এই পার্থিব জগতের প্রতি 
এতটুকু আকর্ষণ কিংবা ভ্রুক্ষেপ নেই। উর্ধ্বজগতের চিন্তা-ভাবনাই এখন আমাকে 
" আচ্ছন্ন করে রেখেছে এবং অন্তিম যাত্রার মুহূর্ত অতি সন্নিকট মনে হচ্ছে।১ 
সেনা ছাউনি থেকে প্রত্যাবর্তনের পর সরহিন্দে হযরত সুজাদ্দিদ-এর অবস্থান 
ছিল ১০ মাস ৮ কিংবা ৯দিনের মত।২ আজমীর থেকে সরহিন্দ প্রত্যাবর্তনের 
পরই তিনি সকল সম্পর্ক ছিন্ন করেন এবং নিভৃত জীবন এখতিয়ার করেন তদীয় 
পুত্ৰগণ ও দু'তিনজন বিশিষ্ট খাদেমণড ব্যতিরেকে সেখানে অপর কারুর গমনা- 
গমনের অনুমতি ছিল না । পাঁচ ওয়াক্ত সালাত ও জুমু'আ ভিন্ন তিনি বাইরে বের 
হতেন নাঁ। গোটা সময় যিক্র ও ইস্তিথফার এবং জাহিরী ও বাতেনী আমলের 
মধ্যে অতিবাহিত করতেন। এ সময় ১:354:1155 (সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে 
কেবল তীরই হও)-এর ছিলেন তিনি মূর্তরূপ। 
যি'ল-হজ্জের মাঝামাঝি তীর শ্বাস কষ্টের তীব্রতা বৃদ্ধি পায়। তিনি প্রায়ই 
কাঁদতেন এবং রোগের প্রকোপ বৃদ্ধি পেলে প্রায়ই 5০১1 $3) 44 “হে 
আল্লাহ! আমার সর্বোত্তম সাথী ও বন্ধু” বলতেন। এরই মধ্যে অবস্থার কিছুটা 
উন্নতি ঘটে এবং করেক দিন সুস্থতার মধ্যে অতিবাহিত হয়। তার এই সুস্থতা 
দৃষ্টে বিমর্ষ আত্মীয়-পরিজন ও আহত ভক্তকুল কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। 
এমতাবস্থায় তিনি বলতেন £ রোগজনিত দুর্বলতার মধ্যে যে স্বাদ ও মিষ্টতা 
ডু কদাতুল-সাকামাত ২৬২ পু. 

২. হযরত মুজাদ্দিদ ও তার সমালোচকবৃন্দ, ১৬৪-৬৫ পৃ. 

৩. এই সব সৌভাগ্যবানদের মধ্যে খাজা মুহাম্মদ হাশিম কাশৃমীও ছিলেন। কিন্তু তিনি 
ইনতেকালের সাতগাস পূর্বে রজব ১০৩৩ হিজরীতে তীর দাক্ষিণাত্য থেকে পরিবার- 
পরিজন নিয়ে আসবার জন্য (সেখানে তখন অশান্তি ও অরাজকতা বিরাজ করছিল) চলে 
গিয়েছিলেন । এই সময় শায়খ বদরুদ্দীন সরহিন্দী তাঁর খেদমতে ছিলেন৷ জীবনের শেষ 
প্রদত্ত তথ্যও রয়েছে । 


১২৬ হযরত মুজাদ্দিদ আলফেছানী (র) 

অনুভূত হত আজ কয়েক দিনের সুস্থতার মাঝে তা পাচ্ছি না। এমত অবস্থায় 
তিনি অধিক পরিমাণে সদকা ও দান-খয়রাত করতেন। ১২ই মুহার্রাম তারিখে 
তিনি বলেন £ আমাকে বলা হয়েছে যে, ৪৫ দিনের মধ্যেই তোমাকে এই জগৎ 
ছেড়ে অপর জগতের দিকে যাত্রা করতে হবে এবং আমাকে আমার কবরের 
জায়গাও দেখানো হয়েছে। একদিন তার পুত্রেরা দেখতে পেলেন তিনি খুব 
কাদছেন। কারণ জিজ্ঞাসা করায় তিনি বলেছিলেন ঃ আমার প্রভুর সঙ্গে মিলন 
কামনায় কীদছি। পুত্রেরা বলল £ আমাদের প্রতি এই (অস্বাভাবিক) ওঁদাসিন্য ও 
উপেক্ষার কারণ কি? উত্তর ছিল ঃ আল্লাহ্র যাত (সভা) তোমাদের তুলনায় 
অধিকতর প্রিয় বলে । 

২২ শে সফর তারিখে তিনি খাদেম ও আত্মীয়-বান্ধবদেরকে ডেকে বললেন 
যে, আজ চল্লিশ দিন পূর্ণ হল । দেখা যাক, বাকী সাত-আট দিনে কী ঘটে ৷ এর 
পর আল্লাহ্র অফুরন্ত অনুগ্রহ ও অপরিমেয় পুরস্কারের কথা বলতে থাকেন। 
২৩শে সফর তারিখে তিনি তার সমস্ত কাপড় ও পোশাকাদি খাদেমদের মধ্যে 
বন্টন করে দেন। যেহেতু তীর শরীরের কোন সতী বস্তু ছিলনা বিধায় তিনি ঠাণ্ডায় 
আক্রান্ত হন এবং পুনরায় জ্বর দেখা দেয়।১ ফলে হযরত সরওয়ারে কায়েনাত 
(স)-এর মুবারক মেষাজ অসুখ থেকে কিছুটা সুস্থতা ফিরে পাবার পর যেভাবে 
পুনর্বার রোগাক্রান্ত হন হযরত মুজাদ্দিদ কর্তৃক এই সুন্নতও আদায় হয়। 

এই পীড়িতাবস্থায় এশী জ্ঞানের সুক্মাতিসূক্ম রহস্যের ভাণ্ডার তীর সামনে 
নতুনভাবে উন্মোচিত হতে থাকে এবং তিনি তার বর্ণনা দিতে থাকেন। পুত্র খাজা 
মুহাম্মদ সাঈদ পীড়িতাবস্থায় এই ধরনের গুরুভার আলোচনা তাঁর পক্ষে 
উপযোগী নয় বিধায় তা অন্য কোন সময়ের জন্য ( সুস্থতা ফিরে আসা অবধি) 
মুলতবী রাখার অনুরোধ জানান। উত্তরে হযরত মুজাদ্দিদ জানান ঃ প্রিয় বৎস! 
সেই সময় ও প্রয়োজনীয় অবকাশ আর কবে মিলবে যে, এই সব বিষয় 
তখনকার জন্য তুলে রাখব ? রোগের তীব্রতা, বৃদ্ধির এরই দিনগুলোতেও 
জামা“আত ব্যতিরেকে সালাত আদায় করতেন না। কেবল জীবনের শেষ চার-. 
| _ পীঁচ.দিন-সকলের অনুরোধে সাড়া দিয়ে একাকী আদায় করেন। এতডিন্ন বিবিধ 
দু'আ ও ওজীফা, দু'আ মাছুরা, যিক্র ও মুরাকাবা প্রভৃতি নিয়মিত আমলের 
ক্ষেত্রে এতটুকু ব্যত্যয় ঘটতে দেন নি। শরীয়ত ও তরীকতের বিবিধ আদব ও 
আহকামের ক্ষেত্রেও তিনি এতটুকু বিচ্যুতি আসতে দেন নি। একবার রাত্রের শেষ 


১. সম্ভবত এসময় নভেম্বর মাস ছিল। কেননা ইনতেকাল হয়েছিল ডিসেম্বর মাসে আর এসময় 
এই এলাকায় শীতকাল । 


গুরুত্বপূর্ণ ঘটনাবলী, অবস্থা, হেদায়েত, তা'লীম ও তরবিয়তী তৎপরতা এবং ওফাত ১২৭ 


তৃতীয়াংশে উঠে ওযু করলেন, দীড়িয়েই তাহাজ্জুদ আদায় করলেন, এরপর 
বললেন £ এটাই আমার জীবনের শেষ তাহাজ্জুদ নামায । তাই হয়েছিল, এরপর 
আর তাহাজ্জুদ আদায়ের সুযোগ আসে নি 

ইনভিকালের কিছু পূর্বে ০১: ও ইত্তিগরাকের প্রাবল্য দেখা দেয়। তীর 
অবস্থা সম্পর্কে জিজ্ঞাসিত হওয়ায় উত্তরে তিনি জানান যে, তার এই অবস্থা 
দুর্বলতার কারণে নয় বরং ইস্তিগরাকের কারণে । যেহেতু কতকগুলো আধ্যাত্মিক 
ব্যাপার তীর সন্মুখে উন্মোচিত ও উদ্ভাসিত হচ্ছিল। এইরূপ দুর্বল অবস্থা ও 
রোগের তীব্রতা সত্তেও তিনি সুন্নতের পাবন্দী, বিদ'আতের পরহেষ এবং 
সার্বক্ষণিক বিক্র ও মুরাকাবায় লিপ্ত থাকার জন্য ওসিয়্যত করতেন এবং বলতেন 
সুন্নত দীত দিয়ে কামড়ে ধরে রাখবে । তিনি বলেন £ সাহিবে শরীয়ত 
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লাম) ২:০১ “দীনের 
অপর নাম কল্যাণ কামনা” স্বৃতাবিক উম্মতের কল্যাণ কামনায় ও সদুপদেশ . 
দানের ক্ষেত্রে কোনরূপ ক্রুটি রাখেন নি। অতএব দীনের নির্ভরযোগ্য কিভাবাদি 
থেকে সুন্নাহর আনুগত্য ও পূর্ণ পাবন্দীর রাস্তা পেতে এবং এর উপর দৃঢ়ভাবে 
কায়েম থাকতে চেষ্টা করবে । তিনি আরও বললেন £ (মৃত্যুর পর) আমার 
দাফন-কাফনের ক্ষেত্রে সুন্নতের উপর পরিপূর্ণরূপে আমল করবে । একটি সুন্নতও 
যেন বাদ না যায় সেদিকে খেয়াল রাখবে । এরপর তিনি তীর স্ত্রীকে লক্ষ করে 
বললেন £ তোমার পূর্বেই আমি বিদায় নিচ্ছি বলে বোধ হচ্ছে। অতএব আমার 
কাফনের ব্যবস্থা তোমার মোহরের অর্থ দিয়ে করবে৷ তিনি তাঁর পুত্রদেরকে 
আরও বললেন £ কোন অজ্ঞাত স্থানে আমাকে কবর দেবে। পুনত্ররা হযরতকে 
স্মরণ করিয়ে দিয়ে বললেন যে, প্রথমে তো হযরতের ওসিয়্যত ছিল আমাদের 
জ্যেষ্ঠ ভ্রাতা খাজা মুহাম্মদ সাদিককে+ যেখানে দাফন করা হয়েছে সেখানে দাফন 
করার। তিনি বললেন ৪ হা, তোমরা ঠিকই বলছ বটে, তবে এমুহুর্তে আমার 
এই আথহই প্রবল। যখন তিনি দেখতে পেলেন যে, তীর উত্তরে পুত্রেরা নিশ্চুপ 
হয়ে গেছে এবং এব্যাপারে তারা দ্বিধান্বিত তখন তিনি বললেন £ আচ্ছা, যদি তা 
না হয় তবে শহরের বাইরে আমার বুযুর্গ পিতার না ভয় বাগানে কোথাও 
দাফন করবে আর আমার কবরকে -সাটির রাখবে যাতে অল্পদিনেই আমার কবর 
নিশ্চিহ্ন হয়ে যায়, -নিশানা যেন অবশিষ্ট না থাকে। এতেও যখন 
দেখতে পেলেন-তীর পুত্রেরা চিন্তায় পড়ে গেছে তখন তিনি স্মিত হেসে বললেন $ 
ঠিক আছে, যেখানে ভাল মনে কর সেখানেই আমাকে কবর দিও । 


১. খাজা মুহাম্মদ সাদিক ছিলেন হযরত মুজাদ্দিদ-এর জ্যেষ্ঠপুত্ৰ যিনি ১০২৫ হিজরীর ৯ই 
বূবীউ'ল-আওয়াল তারিখে পিতার জীবদ্দশায় ইনতিকাল করেন। 


১২৮ হযরত মুজাদ্দিদ আলিফেছানী (র) 


২৭শে সফর মঙ্গলবার রাত পরের দিন তাঁর ইহলোক থেকে বিদায় নেবার 
. পালা । যেসব খাদেম রাত জেগে তীর সেবা-শুশ্র্ষা করেছেন, তাদেরকে কাছে 
ডাকলেন এবং বললেন £ বড়ই পরিশ্রম করেছ তোমরা । আর মাত্র এই রাত্রির 
পরিশ্রমটাই বাকী রয়ে গেছে; এরপর তোমাদের ছুটি । শেষ রাত্রে বললেন £ 
১4 ৮:০০ রাতটা কেটে যাক, ভোর হোক । সকালের দিকে পেশাবের জন্য পাত্র 
চেয়ে পাঠালেন। পাত্র আসলে দেখা গেল তাতে বালি নেই। এতে কাপড়ে 
পেশাবের ছিটা লাগতে পারে ভেবে তা ফিরিয়ে দিলেন। উপস্থিত কেউ বলল যে, 
হেকীমকে দিয়ে পরীক্ষা করাধার জন্য বোতলে পেশাব করানো যাক । তিনি বল- 
লেন যে, আমি আমার ওযু নষ্ট করতে চাইনা । আমাকে বিছানায় শুইয়ে দাও! 
তিনি যেন বুঝতে পারছিলেন আর রেশী দেরী নেই। কিছুক্ষণের মধ্যেই তাকে 
ইহজগত থেকে বিদায় নিতে হবে। নতুন ভাবে ওষু করার অবকাশ আর মিলবে 
না। বিছানায় শুইয়ে দেওয়া হলে সুন্নত তরীকা মুতাবিক ডান গালের নিচে ডান 
হাত রেখে ধিক্র-এ মশগুল হয়ে পড়লেন। পুত্রেরা শ্বীস-প্রশ্বাসের দ্রুততা দৃষ্টে 
কেমন লাগছে জিজ্ঞেস করলেন ৷ জানালেন, ভাল আছি। আরও বললেন £ আমি 
যে দুই রাক“আত নামায পড়েছি তাই যথেষ্ট । এরপর ‘আল্লাহ’! আল্লাহ! যিক্র 
ছাড়া আর কোন কথা বলেন নি। মুহুর্তের মধ্যে তিনি তীর জীবন প্রদীপকে পরম 
প্রভু সমীপে পেশ করলেন । দিনটা ছিল মঙ্গলবার সকাল ১০৩৪ হিজরীর ২৮শে 
সফর মুতাবিক ১০ই ডিসেম্বর, ১৬২৪ঈ । 
২০৯০ 895 dy গে] লীন 2০৯০] ০৪৬] কি ও 
ইনতেকালের সময় তীর বয়স ছিল ৬৩ বছর 1১ 
হযরত মুজাদ্দিদ রে)-এর লাশ যখন গোসল প্রদানের জন্য বাইরে আনা হল 
দেখা গেল সালাতে কিয়ামরত অবস্থায় যেরূপ দুই হাত পরস্পর বাঁধা অবস্থায় 
থাকে তেমনি বাম হাতের কজীর উপর ডান হাতের বৃদ্ধ ও কনিষ্ঠাঙ্গুলী দিয়ে 
বাধা । পুত্রেরা হাত দু'টো পরস্পরের থেকে আলাদা করে দেন। কিন্তু গোসল 
প্রদানের পর দেখা গেল হ্তদয় পূর্বের অবস্থায় ফিরে এসেছে। শেষ পর্যন্ত এই 
অবস্থায় ছিল। মুখের দিকে তাকালে মনে হচ্ছিল তিনি যেন মুচকি হাসছেন । 
০14১৯৩৪5১95 030৫ LA SH TAD আইও 4S 5১ lip A 
এমন জীবন তুমি করহ গঠন; মরণে হাসিবে তুমি কীদিবে ভুবন । 
হাত যতই আলাদা করা হচ্ছিল ততই আপনা-আপনিই পূর্বের ন্যায় এসে 


১, মওলানা ষায়দ আবু'ল হাসান-এর গবেষণায় চন্দ্রবর্ষের হিসাবে তার বয়স ছিল ৬২ বছর 
৪মাস, ১৪দিন আর সৌরবর্ষ অনুসারে ৬০বছর ৬মাস ৫দিন। 


ন্‌ 


গুরুত্বপূর্ণ ঘটনাবলী, অবস্থা, হেদায়েত, তা'লীম ও তরবিয়তী:তৎপর্তা-এবং ওফাত ১২৯ 


যাচ্ছিল। দাফন-কাফন সব কিছুই সুন্নত মুতাবিক আঞ্জাম দেওয়া হয় । বুযুর্ণ পুত্র 
খাজা মুহাম্মদ সাঈদ জানাযায় ইমামতি করেন। অতঃপর দেহ মুবারক কবরে 
শুইয়ে দেওয়া হয়।১ 


আচার-অভ্যাস ও দৈনন্দিন কর্মসুচী 

খাজা মুহাম্মদ হাশেম কাশ্মী হযরত মুজাদ্দিদ (র)-এর খেদমতে তাঁর 
জীবনের শেষ তিন বছর ঘরে বাইরে সর্বত্র সার্বক্ষণিক সঙ্গী ছিলেন। হযরত-এর 
আচার-অভ্যাস ও দৈনন্দিন কর্মসূচী তিনি বিস্তারিতভাবে লিপিবদ্ধ করেন ।২ 
এখানে তার লিখিত অংশের সংক্ষিপ্ত-সার পেশ করা হচ্ছে। মওলানা বদরুদ্দীন 
সরহিন্দীর গ্রন্থ “হাযারাতৃ*ল-কুদৃস”-থেকে কিছুটা বর্ধিত অংশও পেশ করা 
হয়েছে।৩ 

“হযরতকে প্রায়ই একথা বলতে শুনেছি যে, আমাদের আমল ও চেষ্টা- 
সাধনার মূল্যই বা কতটুকু । যা কিছু তা সবই আল্লাহ পাকের অপার অনুগহ। 
কিন্তু এর মাধ্যম বা উপায়-উপকরণ হিসেবে যদি কোন কিছুকে গণ্য করা হয় 
তবে তা সাফ্র্যিদু'ল-আওয়ালীনা ওয়া'ল-আখিরীন (স.)-এর আনুগত্য যার উপর 
সকলের কর্মের ভিত্তি মনে করি। আল্লাহ তা'আলা যাই কিছু দান করেছেন তারই 
পায়রবী ও সদয় অনুসরণের পথে দিয়েছেন__-তা অল্পই হোক কিংবা বিস্তর, 
আংশিক বা সামগ্রিক । আর যা পাইনি তা এজন্য পাইনি যে, মানবীয় দুর্বলতা ও 
সীমাবদ্ধতাজনিত কারণে পূর্ণ আনুগত্যের ক্ষেত্রে ক্রুটি ও ঘাটতি ছিল। একদিন 
বললেন, একদিন পায়খানায় প্রবেশের সময় ভুলক্রমে প্রথমে ডান পা 
রেখেছিলাম । সেদিন আমি বহু রূহানী হালত থেকে বঞ্চিত ছিলাম । এক বার 
তিনি তার শাগরিদ সালেহ খাতলানীকে তার কাপড়ের ব্যাগ থেকে কয়েকটি 
নুঙ্গি নিয়ে আসার জন্য বলেন। তিনি গিয়ে ছ'টি লুঙ্গি নিয়ে আসেন। এতদৃষ্টে 
তিনি খুবই অসন্তোষ ভরে বললেন £ আমাদের সৃফীর এখনও জানা নেই যে, 
হাদীসে বলা হয়েছে ৪ ১৯০ 5১) (আল্লাহ বেজোড়, বেজোড়কেই তিনি 
পছন্দ করেন)। এটি মুস্তাহাব । লোকে মুস্তাহাবকে কি মনে করে? যদি দুনিয়া ও 
আখিরাতও এমন কোন নেক আমলের বিনিময়ে দিয়ে দেওয়া হয় যে নেক আমল 
আল্লাহ পছন্দ করেন তবে এরূপ দুনিয়া ও আখিরাতেরও কোন মূল্য নেই। জনৈক 
খাদেম বলেন যে, আমি শায়খ মুহাম্মদ ইব্‌ন ফযলুল্লাহ (কু. সি)-কে বললাম, 
১. যুবদাতু'ল-মাকামাত থেকে সংক্ষেপিত, পৃ. ২৫৬, ৩০০; 
২. প্রাগুক্ত, ১৯২-২১৫ পৃ; - 
৩. প্রাগুক্ত, 
৯ 


১৩০ হযরত মুজাদ্দিদ আলফেছানী (র) 
“আপনি সরহিন্দে যা কিছু দেখেছেন আমাদেরকেও কিছু শোনান।” তিনি 
বললেন, "অন্ধের চোখে কি পড়বে আর কি দেখবে সে । যেটুকু দেখেছি তাতো 
এই যে, সুন্নতের আদব: ও: ছোট-খাটো জিনিসের ভেতর থেকে ক্ষুদ্রাতিক্ষুদ্র 
বিষয়ও তিনি পরিত্যক্ত হবার সুযোগ দিতেন না । সুন্নতের এতটা ইহতিমাম 
অপর কারুর পক্ষে নেহায়েত দুরূহই রটে ।” 

আরেক জন সাক্ষ্য দিলেন যে, হযরতের আধ্যাত্মিক অবস্থা আমাদের 
অনুভব ও উপলব্ধির বাইরে। কিন্তু এটুকু বলতে পারি যে, হযরতের হালতদৃষ্টে 
ইসলামের প্রথম যুগের আওলিয়া-ই কিরামের অবস্থা বই-পুস্তকে যতটা পড়েছি 
তা বিশ্বাসযোগ্য মনে হয়েছে এবং এ ব্যাপারে স্থির নিশ্চিত হয়েছি যে, তাতে 
এতটুকু অতিশয়োক্তি করা হয়নি বরং জীবনী লেখকগণ যেটুকু লিখেছেন কমই 
লিখেছেন। ভার (হযরত মুজাদ্দিদ-এর) গোটা দিন ইবাদত-বন্দেগী ও যিক্র- 
আধকারের মধ্যেই কেটে যেত। একজন বিশিষ্ট খাদেম (যার খেদমত হযরতের 
ওযু করানো, জায়নামায বিছানো ও ইবাদত সংশ্লিষ্ট ছিল) বলেন $ দুপুরে খাবার 
গ্রহণের পর হযরতের বিশ্রাম গ্রহণকালে এবং রাত্রের দুই-তৃতীয়াংশ অতিবাহিত 
হবার পর আমার কিছুটা ফুরসত মিলত তিনি তার খাদেম ও শীগরিদদেরকে 
অধিক পরিমাণে সার্বক্ষণিক ইবাদত-বন্দেগী, যিকর ও মুরাকাবার মাঝে 
অতিবাহিত করবার জন্য তাকীদ দিতেন এবং বলতেন $ এই দুনিয়া দারুল 
‘আমল তথা কর্মের ময়দান এবং আখিরাতের শস্যক্ষেত্র । অতএব তোমার 
অভ্যন্তরীণ অবস্থাকে বাহ্যিক আমলের সাথে সমন্বয় ও সম্মিলন ঘটাও । হযরত 
সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লামের (আল্লাহর মাহবুব ও উচ্চ মরতবার অধিকারী 
হওয়া সত্বেও) ইবাদতের আধিক্যের দরুন পা মুবারক ফুলে যেত। 

হযরত মুজাদ্দিদ রে) ফিকহ শাস্ত্রে ও মূলনীতি বিষয়ে (উসূলে ফিকহ) 
গভীর পাণ্ডিত্য রাখতেন। এতদসত্তেও এব্যাপারে তিনি এতখানি সতর্কতা 
অবলম্বন করতেন যে, মসলা-মাসাইলের ক্ষেত্রে তিনি নির্ভরযোগ্য কিতাবাদি 
পর্যালোচনা করতেন এবং ঘরে থাকুন কিংবা বাইরে সফরেই হোন সে সব 
সাথেই রাখতেন। ইখতিলাফী মসলার ব্যাপারে মুফতীদের সম্মিলিত রায় ও 
ফকীহকুল শ্রেষ্ঠদের অগ্রাধিকার প্রদত্ত অভিমতের উপর আমল করতেন। 
অধিকাংশ সময় নিজেই ইমামতি করতেন। একবার এর পেছনের নিহিত কারণ 
সম্পর্কে বলতে গিয়ে বলেছিলেন ৪ শাফিঈ ও মালিকী মযহাবের অনুসারীদের 
নিকট সুরা ফাতিহা পাঠ ব্যতিরেকে সালাত আদায় হয় না বিধায় তারা ইমামের 
পেছনেও সূরা ফাতিহা পাঠ করে। বহু হাদীস থেকেও তা সুস্পষ্টভাবে প্রমাণিত । 


গুরুত্বপূর্ণ ঘটনাবলী, অবস্থা, হেদায়েত, তা'লীম ও তররিয়তী তৎপরতা এবং ওফাত ১৩১ 


কিন্তু আমাদের ইমাম আবু হানীফা রে)-র মতে মুকতাদীর পক্ষে সূরা ফাতিহা 
পাঠ জায়েয নয়। হানাফী মযহাবের ফকীহদেরও এটাই মযহাব। যেহেতু আমি 
বিভিন মহাৰের মাঝে সিল ও সময়ের জন্য কোশেশ করি এই জন্য ইম- 
মতি করাকেই এর সহজ সুরত মনে করি। 

শীত কিংবা গ্ৰীষ্ম যখনই হোক হযরতের ঘরে-বাইরের আমল ছিল নিম্নরূপঃ 

“অধিকাংশ সময় রাত্রির শেষার্ধে এবং কখন কখনও শেষ তৃতীয়াংশে বিছানা 
ছেড়ে উঠে পড়তেন। সেই সময়ের জন্য হাদীসে যেসব দু'আ বর্ণিত আছে তা 
পাঠ করতেন। খুবই যত্ন ও সতর্কতার সাথে পরিপূর্ণরূপে ওযু করতেন যাতে 
প্রয়োজনীয় সকল অঙ্গের সর্বত্র ওযুর পানি গিয়ে পৌঁছে। কাউকে ওযুর পানি 
ঢালবার অনুমতি দিতেন না। ওযু কালীন কেবলামুখী হতেন। অবশ্য পা ধৌত 
করবার সময় উত্তর কিংবা দক্ষিণ দিকে ফিরতেন। নিয়মিত মেসওয়াক করতেন । 
এসময় হাদীসে বর্ণিত দু'আসমূহ পাঠ করতেন। এরপর পূর্ণ একাগ্রতা ও 
মনোযোগের সাথে দীর্ঘ কেরাআত সহকারে নফল নামায পড়তেন। নফল 
সমাপ্তির পর বিনয় কাতর চিন্তে (খুশু) ও ইস্তিগরাকের সাথে মুরাকাবার মাঝে 
মশগুল হয়ে যেতেন। ফজরের কিছু পূর্বে সুন্নত মৃতাবিক সামান্য ঘুমিয়ে নিতেন 
এবং সুবহে সাদিকের পূর্বেই উঠে পড়তেন নতুন করে ওযু করতেন। ফজরের 
সুন্নত ঘরেই আদায় করতেন। সুন্নত ও ফরযের মাঝে নীরবে খা! ১১. 
(৮ খা ০৯,০৯৩ পাঠ করতে থাকতেন। ফজরের সালাত সুবহে 
কাখিব-এর শেষ ভাগ ও সুবহে সাদিকের প্রথম ভাগে আদায় করতেন যাতে করে 
“গুলুস ও আসফার” *সম্পর্কিত দু'টি মযহাবের উপরই আমল হয়ে যায়। স্বয়ং 
ইমামতি করতেন এবং ফজর নামাযে সুরা হুজুরাত থেকে সুরা বুরূজের মধ্যবর্তী 
সুরাসমূহের যেকোন একটি পাঠ করতেন (যেমনটি হাদীস দ্বারা প্রমাণিত)। 
ফজরের সালাতের পর ইশরাক পর্যন্ত হাল্কা করতেন। অতঃপর দীর্ঘ সালাতু'্ল- 
ইশরাক আদায় করত তসবীহ ও দুআ মাছুরাসমূহ পাঠ থেকে মুক্ত হয়ে ঘরে 
ফিরতেন, ঘরের ও পরিবারের লোকজনের খোঁজ-খবর নিতেন এবং তাঁদের 
প্রয়োজন মেটাতেন। এছাড়া দৈনন্দিন জীবনের সঙ্গে সম্পর্কিত বিষয়াদি সম্পর্কে 
দিক-নির্দেশনা দিতেন ।১ এরপর তিনি তার নিজের ঘরে ফিরে আসতেন এবং পূর্ণ 
একাগ্রতা ও মনোনিবেশ সহকারে কুরআন শরীফ তেলাওয়াতে ডুবে যেতেন। 
তেলাওয়াত সমাপ্তির পর মুরীদ ও শাগরিদেরদেরকে ডেকে তাদের অবস্থা 
জিজ্ঞাসাবাদ করতেন ও প্রয়োজনীয় হেদায়েত দিতেন। এসময়ই বিশিষ্ট বন্ধু- 


| ১. হাযারাতুল-কুদূস, ৮২ পৃ. 


১৩২ হযরত মুজাদ্দিদ আলফেছানী রে) 


বান্ধব ও শাগরিদদেরকে ডেকে তাদের রূহানী “ইল্ম সম্পর্কে আলোকপাত 
করতেন এবং তাদেরকে তাওয়াজ্জুহ প্রদান করতেন এবং তারাও নিজেদের অবস্থা 
ও কায়ফিয়্যাত সম্পর্কে শায়খকে. অবহিত: করতেন। তিনি তাদেরকে বুলন্দ 
হিম্মত, সুন্নতের পরিপূর্ণ অনুসরণ ও অনুকরণ, সার্বক্ষণিক যিক্র এবং নিজেদের 
আধ্যাত্মিক শুদ্ধির অবস্থা গোপন রাখার জন্য তাঁকীদ প্রদান করতেন। কালেমা 
লা-ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূনুল্লাহ্র 'আজমত তথা মাহাত্ম্য বর্ণনা করতে 
গিয়ে বলতেন £ সমগ্র বিশ্বজগত এই কালেমার মুকাবিলায় ততটুকু গুরুতৃও 
রাখেনা যতটুকু রাখে সমুদ্রের বিপুল জলরাশির মুকাবিলায় এক কাত্রা পানি। 
খাদেম ও উপস্থিত লোকদেরকে ফিক্হ-এর গ্রস্থাদি অধ্যয়নের প্রতি তাকীদ এবং 
‘উলামায়ে কিরাম থেকে শরীয়তের হুকুম-আহকাম তথা বিধি-বিধানসমূহের 
জ্ঞান আহরণে উৎসাহিত করতেন। 

“তিনি বলতেন £ কাশ্ফ-এর মধ্যে তিনি দেখতে পান যে, গোটা বিশ্ব 
বিদ'আতের অন্ধকার পংকে নিমজ্জিত আর এর মাঝে সুন্নতের আলোক-রশ্মি 
জোনাকীর আলোর ন্যায় মিটমিট করছে। গীবত (পরনিন্দা ও পরচর্চা) ও 
অপরের ছিদ্বাবেষণের ব্যাপারে তিনি ভীষণ সতর্ক ছিলেন। তৎপ্রতি সন্মান ও 
ভীতির কারণে খাদেমগণও তার সামনে গীবত করতে পারত না । নিজের অবস্থা 
ও কায়ফিয়াত সযত্বে লুকিয়ে রাখতেন । দু'বছরের সময়কালে তিন-চার বার 
ফোটা ফোটা অশ্ব দু'গণ্ড বেয়ে ঝরে পড়তে দেখেছি। তেমনি তিন চার বার উচ্চ 
পর্যায়ের আধ্যাত্মিক আলোচনা কালে দু'গণ্ড ও চক্ষুদ্বয় লাল হয়ে যেতে দেখেছি। 

“ঠিক দিপ্রহরে ও চাশুতের সালাত আদায় অন্তে অন্দর মহলে গমন করতেন 
এবং ঘরের লোকজনের সঙ্গে একত্রে আহার করতেন। ছেলেরা কিংবা পরিবারস্থ 
লোকেরা কোন জিনিষ তৈরী করলে তা হযরতের সামনে পেশ করতেন। ছেলে ও 
খাদেমদের কেউ তখন না থাকলে তার অংশ.তিনি-আলাদা রেখে দিতেন । খাবার 
সময় অন্যকে খাওয়াতে বেশি ব্যস্ত থাকতেন এবং বেশির ভাগ সময় অন্যদের 
খোঁজ-খবর নেওয়া ও খতু-আত্তিরের মাঝেই অতিবাহিত হত । কখনও কখনও 
নামে মাত্র খাবার গ্রহণ করতেন। দেখে মনে হত খাওয়ার প্রবৃত্তি নেই, সুন্নতের 
পায়রবীই একমাত্র উদ্দেশ্য ।১ শেষ জীবনে যখন নির্জন ও নিভৃত জীবন যাপন 
করতে শুরু করেন এবং রোযা রাখতেন তখন খাবারও সেই একই ঘরেই গ্রহণ 
করতেন। খাওয়ার পর আম রেওয়াজ মাফিক ফাতিহা পাঠ করতেন না, যেহেতু 
সহীহ হাদীসে এর কোন প্রমাণ মেলে না। ফরয আদায়ের পরও ফাতিহা পাঠের 
অভ্যাস ছিল না যেমনটি অনেক বুঘুর্ণের নিয়ম ছিল । 

১, হাযারাতু'ল-কুদৃস, ৮৭ পৃ; 


গুরুত্বপূর্ণ ঘটনাবলী, অবস্থা, হেদায়েত, ভা'লীম ও তরবিয়তী তৎপরতা এবং ওফাত ১৩৩ 
- “দুপুরের আহারের পর সুন্নত মাফিক অল্পক্ষণ গড়িয়ে নিতেন (কোয়নুলা)। 
জোহরের প্রথম ওয়াক্তে মুওয়ায্যিন আযান দিতেন । তিনি ওযু করত সুন্নতে 
যওয়াল পড়তেন। জোহরের সালাত সমাপনের পর কোন হাফিজ থেকে কমবেশি 
একপারা কুরআন শরীফ তেলাওয়াত শুনতেন। আর যদি দরস হত তবে দরস 
প্রদান করতেন। আসরের পর সূর্যাস্ত পর্যন্ত সঙ্গী-শাগরিদ ও খাদেমদের সাথে 
নীরবতা পালন ও মুরাকাবার মধ্যে নিমগ্ন হতেন এবং খাদেষদের আধ্যাত্মিক 
কায়ফিয়াতের দিকে মনোযোগ দিতেন । মাগরিবের সুন্নত আদায়ের পর সালাতুল 
আওয়াবীন পড়তেন, কখনো চার রাক'আত-_কখনো ছয় রাক'আত । এশার 
ওয়াক্ত শুরু হবার পরপরই তাৎক্ষণিকভাবে তা আদায় করে নিতেন। বিত্র 
নামাযে হানাফী -ও শাফিঈ উভয় মযহাবের দু'আ-ই কুনূতই একত্রে পাঠ 
করতেন। এরপর দুশবাকআত নফল কখনো বসে আবার কখনো দাড়িয়ে আদায় 
করতেন। শেষ দিকে এই সালাত খুব কমই আদায় করেছেন। বিভ্রের পর 
সাধারণভাবে পরিচিত দুই সিজদা দিতেন না । 

“রমযানের শেষ দশকে ইতিকাফ করতেন। এশার সালাত ও বিত্র 
আদায়ের পর বিশ্রামের জন্য খুব তাড়াতাড়ি শুয়ে পড়তেন এবং দু'আ মাছুরা 

- পাঠে মগু হতেন। অধিক পরিমাণে দরূদ শরীফ পাঠ করতেন! বিশেষত জুমু"আ, 
সোমবার রাত্র ও দিনে তা আরও বেশি করে পড়তেন ৷ কুরআন তেলাওয়াতের 
সময় চেহারা মুবারক ও পড়ার ভঙ্গিদৃষ্টে শ্রোতৃবর্ণ অনুভব করত যে, কুরআন 
পাকের রহস্য ও বরকতের আয়াতসমূহের ফয়েষ উপচে পড়ছে। সালাতের ভেতর 
ও বাইরে কুরআনের ভীতি প্রদর্শনমূলক আয়াতসমূহ পাঠকালে কিংবা যে সমস্ত 
আয়াত বিশ্বয় প্রকাশক বা জিজ্ঞাসাবোধক সে সব আয়াত তেলাওয়াতকালে তার 
মাঝেও অনুরূপ ভাব ও ভঙ্গি ফুটে উঠত । সালাতে সব রকমের সুন্নত, মুস্তাহাব 
ও এর প্রয়োজনীয় আদবের প্রতি লক্ষ্য রাখতেন। তাহিয়্যাতৃ“ল-ওয়ু ও 
তাহিয়্যাতু“ল-মসজিদ সালাতও খুব ইহতিমামের সাথেই আদায় করতেন। 
না। আশুরা কিংবা শবে কদরের নফল জামা'আতের সাথে আদায় করতে নিষেধ 
করতেন। 

“গীড়িতের সেবা-শুশ্রার উদ্দেশ্যে গমন করতেন এবং এসময় হাদীসে 
বর্ণিত দু'আসমুহ পাঠ করতেন। কবর যিয়ারতের উদ্দেশ্যেও গমন করতেন । 
কতক উচ্চ পর্যায়ের দীনী কিতাব (উদাহরণত তফসীরে বায়দাবী, সহীহ বুখারী, 
মিশকাতু'ল-মাসাবীহ, ফিকুহ, উসুল ও ইলমে কালামের ক্ষেত্রে হেদায়া, 


১৩৪ হযরত মুজাদ্দিদ আলফেছানী (র) 
বায়দানী, মাওয়াকিফ এবং ইলমে তাসাওউফে “আওয়ারিফুল মা'আরিফ-এব নাম 
করা যেতে পারে)-এর দরস প্রদান করতেন. কিন্তু এক্ষেত্রে আলোচনা- 
সমালোচনা কিংবা তর্ক-বিতর্কের প্রশ্রয় দিতেন না । জীবনের শেষ দিকে এক্ষেত্রে 
খুবই তাকীদ দিতেন এবং “ইল্ম হাসিলকে সুলৃক ও তরীকতের উপর 
অথাধিকার প্রদান করতেন। অধিক পরিমাণে হামদ ও ইস্তিগফার পাঠ করতেন 
এবং মে“মতের পরিমাণ অল্প হলেও বেশি শুকরিয়া কৃতজ্ঞতা) আদায় করতেন। 

“রমযান মাসের বড়ই ইহতিমাম করতেন । কুরআন শরীফ কমপক্ষে তিন 
খতম করতেন । নিজে হাফিজে কুরআন ছিলেন । এজন্য রমযানের বাইরেও মুখস্ত 
তেলাওয়াত করতেন এবং বিভিন্ন হাল্কা বা বৈঠকেও শুনতে থাকতেন ।৯ 
ইফতার তাড়াতাড়ি এবং সাহ্‌রীর ক্ষেত্রে বিলম্ব করতেন-_ হাদীসে যেমন বর্ণিত 
হয়েছে এবং এর খুবই ইহতিমাম করতেন ।২ 

“যাকাত আদায়ের পদ্ধতি ছিল এইরূপ £ কখনও কোথাও থেকে হাদিয়া 
কিংবা নযর-নেয়াফ এসে গেলে তা বছর অতিক্রান্তির জন্য অপেক্ষা করতেন না, 
আসা মাত্রই তাৎক্ষণিকভাবে হিসাব করত যাকাত আদায় করতেন। যাকাত 
প্রদানের ক্ষেত্রে অভাবী, দুঃস্থ, বিধবা ও আত্মীয়দের অগ্রাধিকার দিতেন! 
কয়েকবার হজ্জ আদায়ের দৃঢ় সংকল্প গ্রহণ করেছিলেন। কিন্তু বাস্তবে তা আর 
হয়ে ওঠেনি । সর্বদাই এর জন্য আগ্রহাবিত ও লালায়িত ছিলেন এবং এই লালিত 
বাসনা বুকে নিয়েই এই নম্বর জগত থেকে বিদায় নেন। 
মমতা, আল্লাহ্‌র ফয়সালার প্রাত সন্তুষ্টি প্রকাশ ও অবনত মস্তকে তা মেনে 
নেবার ক্ষেত্রে তিনি চূড়ান্ত দর্জায় উপনীত হয়েছিলেন। তার আত্মীয়-পরিজন, 
অনুরক্ত শাগরিদ ও তক্তকুল অত্যাচারী শাসকদের দ্বারা বেশ নিপীড়িত হয়েছিল । . 
কিন্তু তিনি এসবই সন্তুষ্টচিত্তে ও অবনত মস্তকে মেনে নিয়েছিলেন, অভিযোগের 
একটি বাক্যও মুখে আসতে দেন নি। তীর সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে কেউ 
আগমন করলে তিনি তার সম্মানে দীড়িয়ে যেতেন এবং মজলিসের মধ্যে তাকে 
বসতে দিতেন, তার স্বাদ, রুচি ও প্রকৃতি উপযোগী কথা বলতেন। অমুসলিম তা 
তিনি শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হোন কিংবা প্রভাব-প্রতিপত্তির অধিকারীই হোন, 
. তাকে তা'জীম করতেন না । আগেভাগেই সালাম করতেন ৷ আমার মনে পড়ে না 


১. সুবদাতু'ল-মাকামাত, সংক্ষেপিত, ১৯২-২১৫ পৃ; 
২. হযরাতু'ল-কুদৃস,৯১ পৃ; 


গুরুত্বপূর্ণ ঘটনাবলী, অবস্থা, হেদায়েত, তা'লীম ও তরবিয়তী তৎপরতা এবং ওফাত ১৩৫ 


কেউ কখনো তাঁকে আগে সালাম দিতে পেরেছে। তিনি তাঁর উপর নির্ভরশীল 
লোকদের প্রতি অত্যন্ত সদয় ছিলেন। কারুর ইনতিকালের খবর গেলে প্রভাবিত 
হতেন, ইন্না লিল্পাহ ওয়া ইন্না ইলায়হি রাজিউন পাঠ করতেন, তার সালাতে 
জানাযায় শরীক হতেন এবং তার জন্য দু'আ ও ঈসালে ছওয়াব করতেন ।৯ 

“তীর পোশাক ছিল একটি কুর্তা যার দুই কাঁধই ফাড়া হত ৷ এর উপর আবা 
থাকত । কিন্তু গ্রীষ্মকালে কেবলই কুর্তা গায়ে দিতেন। সুন্নত মাফিক মাথায় 
পাগড়ী পরিধান করতেন এবং শামলা ঝুলে থাকত দুই কীধের মাঝে পিঠ বরাবর 
(কেবল পেশাব-পায়খানার সময় ছাড়া) ৷ পাজামা টাখনুর উপর থাকত । জুমু'আ 
ও দুই ঈদে মূল্যবান পোশাক পরিধান করতেন। নতুন কাপড় পরিধান করলে 
পূর্বের জোড়া কোন খাদেম কিংবা প্রিয় মেহমানকে দিয়ে দিতেন। সাধারণত 
৫০-৬০ জন আলিম-উলাগা, ওলী-"আরিফ, মাশায়েখ, হাফিজ ও নেতৃস্থানীয় 
গণ্যমান্য লোক তীর খেদমতে পড়ে থাকত। কখনো কখনো এ সংখ্যা শর 
কাছাকাছি গিয়ে পৌঁছত। হযরত-এর মেহমান হিসেবেই তারা আপ্যায়িত 
হতেন ।”২ 


হুলিয়া মুবারক চেহারা ও আকৃতি বর্ণনা) 

হযরতের অন্যতম খলীফা এবং ১৭ বছরের সাহচর্য ধন্য শায়খ বদরুদ্দীন 
সরহিন্দী “হাযারাতু'ল-কুদস” গ্রন্থে শায়খ মুজাদ্দিদ (র)-এর চেহারা-সুরত ও 
আকৃতি নিম্নোক্ত রূপ বর্ণনা করেছেন ঃ 

“হযরত ছিলেন গৌর বর্ণের, সাদার ভাগই বেশী । ললাট দেশ ও গণ্ডদ্ধয় এত 
উজ্জল আভামন্তিত যে, দর্শকের চোখ ধীধিয়ে যেত । প্রশস্ত ভ্রযুগল ধনুকের ন্যায় 
বাঁকা, দীর্ঘ ঘোর কৃষ্ণ বর্ণ, চিকন সূক্ষ্ম রেখাযুক্ত। চক্ুদয প্রশস্ত, কালো অংশ 
খুবই কালো এবং সাদা অংশ খুবই সাদা, চোখের মণি উজ্জ্বল । ওষ্ঠদ্য় পাতলা ও 
লালিমামন্তিত, মুখ মধ্যমাকৃতির, দীত পরস্পরের সঙ্গে দৃঢ় সংবদ্ধ মুক্তার ন্যায় 
ঝলমলে,ঘন দীর্ঘ চাপ দাড়ি মর্যাদার প্রতীক। গণ্ুদেশে মাঝারি ধরনের কিছু চুল 
ছিল। তিনি ছিলেন মধ্যম আকৃতির ছিমছাম হাক্ষা-পাতলা গড়নের 1৮৩ 
সন্তান-সন্ততি | 

আল্লাহ তা'আলা হযরত মুজাদ্দিদ (র)-কে সাতজন পুত্র সন্তান দান 
ফরেছিলেন। এঁদের ভেতর দু'জন অল্প বয়সে হযরতের জীবদ্দশায়ই ইনতিকাল 
১. হাযারাতু'ল-কুদ্‌স, শায়খ বদরুদ্দীন সরহিন্দীকৃত, পাঞ্জাব আওকাক বিভাগ থেকে মুদ্রিত, 

১৯৭১ খৃ. ৯১-৯২ পৃ; টা 


২ প্রাণুক্ত. ৯২ পৃঃ 
৩, প্রাগুক্ত ১৫৫ পৃ. 


১৩৬ হযরত মুজাদ্দিদ আলফেছানী (র) 


করেন। শায়খ মুহাম্মদ ফররুখ, শায়খ মুহাম্মদ 'ঈসা ও. শায়খ মুহাম্মদ আশরাফ 
দুগ্ধপোষ্য শিশু অবস্থায় ইনতিকাল করেন। খাজা মুহাম্মদ সাদিক “ইলম হাসিল ও 
সুলুক-এ পূর্ণতা প্রাপ্তির পর ১০২৫/১৬১৬ সালে ২৫ বছর বয়সে পরলোক গমন 
করেন। তিন পুত্র 'আলীকদর খাজা মুহাম্মদ সাঈদ, খাজা মুহাম্মদ মাসুম ও 
খাজা মুহাম্মদ ইয়াহয়া শেষ পর্যন্ত জীবিত ছিলেন! এই চারজন সম্পর্কে একথা 
বলা যায় £ 
০০০ 2081 plas SE ০81 # ০০৪৪95014০4 এল 

এ বংশধারা খাটি স্বর্ণের, এ খান্দান গোটাই উজ্জল সূর্ধ। 

হযরত খাজা বাকী বিল্লাহ (র) এঁদেরকে দেখে খুবই প্রশংসনীয় উক্তি 
করেছিলেন এবং ০১৪৯ ও ২৮৯১২ দ্বারা তা'বীর করেছিলেন । 
বলেছিলেন ৪ 
| ১1৭ আনীত mills এ০ বা] Sb 21585 

প্রথম পুত্র হযরত খাজা মুহাম্মদ সাদিক হযরত মুজাদ্দিদ-এর সামনেই 
কামালিয়তের দর্জায় উপনীত হয়েছিলেন। হযরত তীর এই পুত্ররত্ন সম্পর্কে 
প্রশংসনীয় উক্তি করেছিলেন এবং তীর উচ্চ মানের জ্ঞানগত ও আধ্যাত্মিক 
যোগ্যতার সাক্ষ্য দিয়েছিলেন। এক পত্রে তিনি বলেন $ অধমের এই প্রাণপ্রিয় পুত্র 
আধ্যাত্মিক জ্ঞানের আধার এবং জয্ব ও সুলৃক-এর মকামসমূহের সহীফা 
(পুস্তক) বিশেষ 1১ 

দ্বিতীয় পুত্র হযরত খাজা মুহাম্মদ সাঈদ ১০০৫/১৫৯৬ সালে জন্মগ্রহণ 
করেন এবং ২৭শে জুয়াদা'ল-আখির, ১০৭০/২৮শে মার্চ, ১৬৬০ সালে 
ইনতিকাল করেন। হযরত মুজাদ্দিদ রে)-এর সিলসিলার প্রচার, ভক্ত মুরীদ ও 
অনুরক্ত শাগরিদদের তা'লীম ও তরবিয়ত প্রদানে তিনি বিরাট অংশ নেন।২ 

তৃতীয় পুত্র হযরত খাজা মুহাম্মদ মা“সৃম যিনি স্বীয় বুযুর্গ পিতার “ইলম-এর 
ধারক-বাহক, ভাষ্যকার, গুপ্ত-রহস্যের ভাণ্ডার, বিশ্বস্ত রক্ষক, খলীফা ও 
স্থলাভিষিক্ত ছিলেন। তার মাধ্যমে মুজাদ্দিদিয়া তরীকা-এর তা'লীম ও তাছীর 
এমনভাবে বিশ্বময় ছড়িয়ে পড়ে যে, কথক ঠিকই বলেছেন ৪ . 


855134১8585 4০8 1 ০০০ ক ০৯ LDS HS ৬৬৯ E 2 
>. পত্র নং ২৭৭, ১ম খণ্ড ফযীলত ও কামালিয়ত সম্পর্কে দ্র যুবদাতু'ল-মাকামাত, ৩০২-৩ 


পু 
২. দ্র, প্রাগুক্ত ৩০৮-১৫ পৃ. 


গুরুত্বপূর্ণ ঘটনাবলী, অবস্থা, হেদায়েত, তা'লীর্ম ও তরবিয়তী তৎপরতা এবং ওফাত১৩৭ 


খাজা মা'সূম সপ্ত মহাদেশের প্রদীপ; তার আলোয় সমুজ্ছল ভারত থেকে 

রোম । 

দিল্লীর বিখ্যাত খানকাহ যা আরব-আজমের আধ্যাত্মিক ধারার প্রাণকেন্দ্র 
ছিল (এবং যে খানকাহ্‌র স্ব-স্ব যুগে উত্তরাধিকারিত্‌ বহন করেছিলেন খাজা 
সায়ফুদ্দীন, মির্যা মাজহার জানেজানী, হযরত শাহ গুলাম “আলী এবং হযরত 
শাহ আহমদ সা'দ) তারই সিলসিলার ছিল। মওলানা খালিদ রুমী কু এই 
-খানকাহ থেকেই হযরত শাহ গুলাম ‘আলীর পদতলে বসে দীক্ষা গ্রহণ পূর্বক এই 
সিলসিলাকে সিরিয়া ও তুরক্ক পযন্ত নিয়ে যান যার থেকে এই তরীকা ইরাক, 
সিরিয়া, কুর্দিস্তান ও তুরক্ষের নগর-বন্দরে ও ঘরে ঘরে ছড়িয়ে পড়ে ।১ 

তার পত্রসমূহ * 1১14-১৯ মকতুবাত-ই ইমাম রব্বাশী-র এক ধরনের 
ভাষ্য ও বিস্তৃত বিবরণ এবং ইল্ম ও সূক্ষাতিসূগ্ম রহস্যের এক ভাণ্ডার বিশেষ । 
তার জীবনের বিস্তৃত ঘটনাপঞ্জী ও কামালিয়াত সম্পর্কে জানতে চাইলে একটি 
স্থারী গ্রন্থের আবশ্যক । 

AS ৪] এও ১৯৪ nl SAL এ 

সম্রাট সুহ্য়িদ্দীন আওরঙ্গযীব তারই হস্তে হস্ত স্থাপন পূর্বক বায়'আত 
হয়েছিলেন এবং তৎপুত্র খাজা সায়ফুদ্দীনই তাকে সৈম্রাটকে) সুলুক-এ প্রশিক্ষণ 
দান করেছিলেন। তিনি সম্রাটকে ভারতবর্ষের মুসলিম শাসক হতে এবং 
আকবরের প্রভাব থেকে পরিপূর্ণরূপে পাক-পবিত্র করে গড়ে তুলেছিলেন । 
সম্রাটকে তিনি তাঁর পত্রে ১ ১:+41১৫৩ নামে উল্লেখ করতেন। 

১১ই শওয়াল, ১০০৭/২৭শে এপ্রিল,১৫৯৯ তারিখে খাজা মুহাম্মদ মাসুম 
জনুখহণ করেন এবং ৯ই রবীউল-আওয়াল, ১০৭৯/ ৭ই আগস্ট, ১৬৬৮ 
তারিখে ইনতিকাল করেন ।২ 

চতুর্থ পুত্র খাজা মুহাম্মদ ইয়াহয়া, হযরত মুজান্দিদ-এর ওফাতের সময় তীর 

বয়স ছিল ঈবছর। বুযুর্গ ভ্রাভাদের নিকট ‘ইলম হাসিল করেন এবং তরীকতে 
কামালিয়াত লাভ করেন। ১০৯৬/১৬৮৫ সালে তিনি ইনতিকাল করেন ।৩ 
১ তার ফধীলত সম্পর্কে জানতে চাইলে দ্র. শরহে দুর্রে মুখতার প্রণেতা আল্লামা শামীর 

কিতাব -৯-৫৪এ। 4105 10৬০ Eo এরা 8৮০৭] এ এই সিলসিলার মাশায়েখ 

এখনও সিরিয়া, ইরাক, কুর্দিস্তান ও তুরস্কে বর্তমান। লেখক তাদের ভেতর কয়েকজনের 

সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়েছেন। এঁদের মধ্যে শায়খ ইবরাহীম গালা য়ামানী, শায়খ 

আবু'ল-খায়র ময়দানী, শায়খ মুহাম্মদ নাবহান বিশেষভাবে উল্লেখযোগ্য । 
২. গ্রন্থের শেবে তীর সম্পর্কে আলোচনা স্থান পেয়েছে। নুহাতু'ল-খাওয়াতির থেকে এ 

আলোচনা সংগৃহীত ও উদ্ধৃত। 
৩ ভুপালের শাহ রউফ আহমদ ও তীর পৌত্র হযরত শাহ পীর আবু আহমদ ও তীর প্রপৌত্র 

হযরত শাহ মুহাম্মদ ইয়া'কুৰ তারই বংশধর ৷ 


পঞ্চম অধ্যায় 


হযরত মুজাদ্দিদ-এর সংস্কার ও পুনর্জাগরণমূলক 
কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু 


হযরত মুজাদ্দিদ-এর আসল সংস্কার ও পুণর্জীগরণমূলক কর্মকাণ্ড বা 
অবদান কি ছিল? 
দৃষ্টিসম্পন্ন ও ন্যায়পরায়ণ সকল লোকই যারা হি. একাদশ শতাব্দীর (যেখান 
থেকে হি. দ্বিতীয় সহস্রাব্দের সূচনা হয়) ইসলামের ইতিহাসের উপর সাধারণ 
এবং ভারতীয় উপমহাদেশের ইসলামের ইতিহাসের উপর বিশেষভাবে নজর 
বুলিয়েছেন১ তারাই এবিষয়ে একমত যে, হযরত শায়খ আহমদ সরহিন্দীর দ্বারা 
ইসলামের হেফাজত ও এর শক্তি যোগানোর ক্ষেত্রে যেই এতিহাসিক ও 
গৌরবোজ্জ্বল ভূমিকা পালিত হয়েছে হাদীসের সহজ সরল পরিভাষায় যাকে 
“তাজদীদ”২ বলা হয়েছে এবং এইক্ষেত্রে তিনি এমন খ্যাতি অর্জন করেছেন যা 
পূর্বে আর পাওয়া যায় না। 
: শায়খ আহমদ সরহিন্দীর সেই এঁতিহাসিক ভূমিকা ও কর্মকাণ্ড কি ছিল? 
ইসলামের রূহ তথা প্রাণশক্তি ও চিন্তা-চেতনায় সজীবতা ও নবজীবন সঞ্চার, 
যুগের গুরুত্বপূর্ণ ও সঙ্গীনতরো ফেতনার উৎসাদন ও মুলোৎপাটন, মুহাম্মদী 
নবৃওত ও ইসলামী শরীয়তের সত্যতা ও চিরস্তনতার উপর নতুন করে বিশ্বাস ও 
আস্থা পুনঃস্থাপন, আরবের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ (স)-এর আনুগত্য ও 
১ খ্স্থের প্রথম দু'টি অধ্যায়ে এর উপর বিস্তারিত আলোচনা স্থান পেয়েছে। 
২. সুনানে আবী দাউদের বিখ্যাত হাদীস 
(5১ Ul ১১৪৫ ০০ 2০০ Bla US aly ০০ LN এ ৬ das ৩৩ এ] ol 
আল্লাহ তা'জালা প্রত্যেক শতাব্দীর মাথায় এমন একজনের আবির্ভাব ঘটাবেন যিনি এই 
উম্মাহর জন্য দীনের পুনর্জাগরণ ঘটাবেন (আবু দাউদ প্রভৃতি) হাদীসের বিস্তারিত ব্যাখ্যা 
জানতে চাইলে দ্র. আবদুল বারী নদর্ভীকৃত ০৪১২1 ৮৭৯ -এর মওলানা সায়্যিদ 
সুলায়মান নদভীর ভূমিকা, ১৬-২৪ পৃ. । 


১৪০ হযরত মুজাদ্দিদ আলফেছানী (র) 
অনুসরণ-অনুকরণ..থেকে মুক্ত New-Platonist Theosohy তথা নব্য- 
প্লেটোবাদী ধর্মতত্ব নির্ভর সেই আধ্যাত্মিক অভিজ্ঞতা, সত্য-সন্ধান ও খোদা- 
সন্ধানী প্রয়াসের শূন্যগর্ভতা প্রদর্শন, “হামাউন্ত” ও ওয়াহ্দাতু'ল-ওজুদ ‘আকীদা 
ও মতবাদের খণ্ডন ও পর্দা উন্মোচন, যে.আকীদা ও মতবাদ বিপুল প্রচার, 
জনপ্রিয়তা ও বাড়াবাড়ির চরম পর্যায়ে গিয়ে উপনীত হয়েছিল যদ্দরুন মুসলিম 
ধর্ম বিশ্বাসে ফাটল এবং সমাজ জীবনে বিশৃঙ্খলা ও অরাজকতা জন্মলাভ করছিল 
এবং এরই পাশাপাশি এর সমতুল্য “ওয়াহদাতুশ-শুহুদ' আকীদা ও মতবাদকে 
শক্তিশালী যুক্তি-প্রমাণ সহযোগে ও বিন্যস্ত আকারে পেশ করা, বিদ'আত (যা 
একটি স্থায়ী ও চিরন্তন শরীয়তের রূপ পরিগ্রহ করেছিল)-এর খোলাখুলি 
প্রত্যাখ্যান ও সুস্পষ্ট বিরোধিতা, এমন কি “বিদ“আতে হাসানা”-র অস্তিতুকেও 
অস্বীকার, অবশেষে ভারতীয় উপমহাদেশে ইসলামের উৎপাটিত পদসমূহকে 
দৃঢ়ভাবে স্থাপন, আকবরের আমলের ইসলাম বিরোধী প্রভাব বলয়ের নিশ্চিহ্নকরণ 
এবং ভারতবর্ষে এমন একটি সংস্কার ও পুনর্জাগরণমূলক ধর্মীয় বিপ্লব আনয়নের 
বিজ্ঞোচিত ও সফল প্রয়াস চালানো যদ্দরুন একদিকে সম্রাট আকবরের 
সিংহাসনে সুহ্য়িদ্দীন আওরঙগযীব আলমগীর সিংহাসনারূঢ় হন,অপর দিকে 
হাকীমু"ল-ইসলাম হযরত শাহ ওয়ালিয়্যুল্লাহ দেহলভী এবং তীর খলীফাবর্গ ও 
শাগরিদকুলের সেই সিলসিলা জন্মলাভ করে যারা রূহানী ও বাতেনীভাবে এই 
সিলসিলার সঙ্গেই সম্পর্কিত ও সম্পৃক্ত ছিলেন এবং খরা কুরআন-সুন্লাহর প্রচার 
ও প্রসারে, এর মর্ম অনুধাবন ও উদ্ঘাটনে, তাদের দর্স-তাদরীস তথা পঠন- 
পাঠনে ও মাদরাসা কায়েমে, আত্মিক পরিশুদ্ধি, আকীদা-বিশ্বাস ও প্রথা-পদ্ধতির 
সংস্কার সাধনে বিরাট খেদমত, অতঃপর সর্বশেষে জিহাদ ও আল্লাহ্‌র কলেমাকে 
সমুন্নত করার মাধ্যমে কেবল ভারতবর্ষেই ইসলামকে কায়েম ও ইসলামের 
বৃক্ষকে পল্পবিত ও বিকশিত করেন নি বরং একে মুসলিম বিশ্বের ধর্মীয় জ্ঞান- 
বিজ্ঞান (বিশেষ করে ‘ইলমে হাদীসের ক্ষেত্রে), ইসলামের চিন্তা-চেতনা ও এর 
দাওয়াতের কেন্দ্রে পরিণত করেন। 

কিন্তু এই বিরাট বিস্তৃত সংস্কার ও পুনর্জাগরণমূলক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু 
এবং হযরত মুজাদ্দিদ (র)-এর সেই আসল কাজ কি ছিল যা তার সকল সংস্কার 
ও পুনর্জাগরণমূলক কর্মকাণ্ডের উপর প্রাধান্য ও অগ্রাধিকার পাবার দাবী রাখে? 
বিভিন্ন জন তাদের স্ব-স্ব ধারণা ও রুচি মুতাবিক এর জওয়াব দিয়েছেন। এদের 
মধ্যে তিনটি দল বিশেষভাবে উল্লেখযোগ্য ৪ 

১. একদলের মতে, তিনি এই জন্য মুজাদ্দিদ আলফেছানী (দ্বিতীয় সহ- 
ল্রাব্দের মুজাদ্দিদ) হিসাবে অভিহিত হবার দাবীদার, যেহেতু তিনি ভারতীয় 


হযরত মুজাদ্দিদ -এর সংস্কার ও পুণর্জাগরণমূলক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু .. ১৪১ 


উপমহাদেশকে পুনর্বার ইসলামের জন্য উন্মুক্ত করেন এবং একে ত্রান্মণ্যবাদ অথবা 
এক ধর্মের কোলে যাবার পরিবর্তে পুনর্বার মুহাম্মদ আরাবী (সা)-র ও হেজাযী 
দীন (ইসলাম)-এর তত্ত্বাবধানে ও অভিভাবকত্বাধীনে তুলে দেন এবং একে 
হিজরী একাদশ শতাব্দী (খৃষ্টীয় ষষ্ঠদশ শতক)-এর মত গুরুত্বপূর্ণ শতাব্দীতে 
সেই ভয়াবহ পরিণতির হাত থেকে বীচিয়ে দেন হি. ১৩শ/ ১৯শ শতাব্দীতে যে 
পরিণতি হতে যাচ্ছিল, বরং বন্তুতপক্ষে ভারতীয় উপমহাদেশের মুসলিম 
মিল্লাতকে এই সর্বপ্লাবী আকীদাগত, মানসিক ও সাংস্কৃতিক ধর্মদ্রোহিতার 
তাৎক্ষণিক বিপদাশংকা থেকে যুক্ত ও নিরাপদ করেন যে বিপদাশতকা সম্রাট 
আকবরের মত অটুট মনোবল ও দৃঢ় ইচ্ছাশক্তির অধিকারী ব্যক্তিত্ব ও তার 
অতুলনীয় প্রতিভাবান উপদেষ্টাত্রয় (মুল্রা মুবারক, ফৈযী ও আৰু’ল-ফযল)-এর 
অপূর্ব ধী-শক্তিবলে একটি বাস্তব ঘটনায় পরিণত হয়ে গিয়েছিল । এই মানসিক ও 
আধ্যাত্মিক বিপ্লুব এবং এই বুদ্ধিবৃত্তিক ও সভ্যতাগত ধর্মহীনতা সেই রাজনৈতিক 
অধঃপতন ও ক্ষমতাচ্যুতি থেকেও অনেক বেশী নাযুক, সঙ্গীন ও সুদূরপ্রসারী ছিল 
যা অষ্টাদশ শতাব্দীর শেষে ভারতীয় উপমহাদেশের বিকাশোনুখ অমুসলিম শক্তির 
উত্থান এবং উনবিংশ শতাব্দীর প্রথম ভাগে ইংরেজ শক্তির থাবা বিস্তার ও 
ক্ষমতালাভের মাধ্যমে দেখা দিয়েছিল। সম্ভবত ‘আল্লামা ইকবাল (র)তার 
বিখ্যাত কবিতায় এদিকেই ইঙ্গিত করে বলেছিলেন £ 

5১৯ ৬৫ ০০ US Sky ২৪ a3 Ul ৫ ৬০৭৪০০০০০৪০ B33 

“ভারতবর্ষে মুসলিম মিল্লাতের তিনি সম্পদ রক্ষক; 

আল্লাহ পাক তাকে সঠিক মুহুর্তেই সতর্ক করেছিলেন।” 

২. দ্বিতীয় দলের মতে, তীর আসল সংস্কার ও পুনর্জাগরণমূলক কাজ ছিল 
এই যে, তিনি তরীকতের উপর শরীয়তের অগ্রাধিকার ও প্রাধান্যকে এমন প্রত্যয় 
ও আস্থার সাথে পর্যবেক্ষকসুলভ ও অভিজ্ঞ ভঙ্গীতে এতটা জোরের সঙ্গে 
খোলাখুলিভাবে বিবৃত করেছেন যা তীর পূর্বে আর কেউ করেন নি। এর ফলে 
তরীকত যে শরীয়তের অনুগত ও খাদেম তা দিবালোকের মত পরিষ্কার হয়ে 
বায়। সূফী ও তরীকতপন্থী কোন কোন মহলে তরীকত শরীয়তের বাধ্যবাধকতা 
থেকে মুক্ত-_ এরূপ ধারণার ফলে কোথাও কোথাও শরীয়ত থেকে বিচ্যুতি, 
রিয়াষত ও মুজাহাদা (কঠোর আধ্যাত্মিক সাধনা) ও বাতেনী অনুভূতি ও শক্তির 
উপর পরিপূর্ণ নির্ভরতার যে ফেতনা শুরু হয়ে গিয়েছিল (যোগ ও সন্ন্যাসবাদের 
একটি গুরুতুপূর্ণ কেন্দ্র হবার কারণে) ভারতবর্ষ ছিল বার সর্বাপেক্ষা বড় টার্গেট, 
তা থেমে খায়। এরপর আর কারুর পক্ষে পষ্টাপষ্টিভাবে একথা বলার হিম্মত 


১৪২ হযরত মুজাদ্দিদ আলফেছানী (র) 


হয়নি যে, “শরীয়ত ও তরীকত সম্পূর্ণ পৃথক দু'টি বস্তু এবং তরীকতের উপর 
শরীয়তের পাহারাদারী চলবে না”। 

৩. তৃতীয় দল যারা মনে করেন যে, তিনি “ওয়াহদাতু'ল-ওজুদ”-এর 
‘আকীদা ও মতবাদের উপর এমন কার্যকর আঘাত হানেন যে, তার পূর্বে অপর 
কেউ আর এমন আঘাত হানতে পারে নি। অতঃপর তিনি এর ক্রমবর্ধমান 
সয়লাবকে থামিয়ে দেন বরং এর গতিমুখকে পাল্টে দেন যা শেষ শতাবদীগুলোতে 
গোটা ‘ইলমী ও আধ্যাত্মিক জগতকে আপন আয়ত্তে নিয়ে এসেছিল এবং যার 
বিরুদ্ধে লেখাপড়া জানা কোন মানুষের পক্ষে মুখ খোলা ও স্বীয় মুর্খতার প্রমাণ 
দেওয়া ও রৌদ্রকরোজ্জবল দিনে-দুপুরে দীড়িয়ে দিনকেই অস্বীকারের নামান্তর 
ছিল। মওলানা সায়্যিদ মানাজির আহসান গীলানী মরহুম তদীয় | ৭ ৪০1১4 
4418065৫০2৪ নামক বিখ্যাত নিবন্ধে যথার্থই বলেছেন ৪ 

“ওয়াহদাতু'ল-ওজুদ ও ওয়াহদাতুশ-শুহুদ-এর শাস্ত্রীয় আলোচনা-সমালোচনা 
কিংবা শরীয়ত ও তরীকতের মোল্লা ও সূফীসুলভ দন্দ-সংঘাতের ভেতর হযরত 
শায়খ আহমদ ফারূকী সরহিন্দী (র)-এর প্রকৃত সংস্কার ও পুনর্জীণরণমুলক 
কর্মকাণ্ড এমনভাবে জগাখিছুড়ি পাকিয়ে গেছে যে, আজ হযরত (কু, সি. আ) 
কে “মুজাদ্দিদ আলফেছানী” বলা একটি প্রথাগত ব্যাপার ছাড়া বাহ্যত এর আর 
কোন সঙ্গত ভিত্তি আছে বলে মনে হয় লা ।”১ 


নবৃওতে মুহাম্মদীর চিরস্তনতা ও প্রয়োজনীয়তার উপর আস্থা পুনর্বহাল 
কিন্তু বাস্তবে মুজাদ্দিদ আলফেছানী রে)-র আসল কৃতিত্ব যার আলোক- 
প্রভায় তীর সমগ্র সংস্কার ও পুর্ণজাগরণমূলক কর্মকাণ্ড সচল ও সজীব দৃষ্টিগোচর 
হয় এবং তাঁর তাজদীদ-এর মূল উৎস যা থেকে তার গোটা বিপ্লবী ও 
সংকারমূলক কাজের প্রোতধারা উৎসারিত হয় এবং স্রোতস্বিনীতে পরিণত হয়ে 
সমগ্র মুসলিম বিশ্বে প্রবাহিত হয় তাহল নবুওতে মুহাম্মদী-এর চিরত্তনতা ও 
অপরিহার্যতার উপর মুসলিম উন্মাহ্‌র বিশ্বাস ও আহ্থা পুনর্বহাল ও দৃঢ়করণ এমন 
এক পুণর্জাগরণমূলক ও বিপ্লবাত্মক অবদান যা তীর পূর্বে এত বিস্তারিত ও সুস্পষ্ট 
সামর্থের সঙ্গে অপর কোন মুজাদ্দিদ আনজাম দেন নি। সম্ভবত আনজাম না 
দেবার কারণ এও যে, সে যুগে এর প্রর়োজনীয়তাই দেখা দেয় নি অথবা এর 
“ বিরুদ্ধে কোন সুসংগঠিত আন্দোলন কিংবা দর্শন সামনে আসে নি।২ | 
১. তাষক্চিরায়ে ইমাম রব্বানী মুজাদ্দিদ আলফেছানী, মওলানা মনজুর নু'মানীকৃত, ২৭ পৃ. , 
২. এব্যাপারে সর্বাধিক সুস্পষ্ট বিশ্লেষণ শায়খুল ইসলাম ইবনে তায়মিয়া (র)-র কাছে পাওয়া 
যায়। বিশেষত তীর ৫:৮1 ০ 4১19 3৮৭। ০৩3 1251 নামক এতদসম্পর্কিত গু 
রয়েছে। কিন্তু এগুলোও ইশারা-ইন্িত ও মোটামুটি আলোচনার বেশি এগোয় নি। | 


হযরত মুজাদ্দিদ -এর সংস্কার ও পুণর্জাগরণমূলক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু ১৪৩ 


এই সংস্কার ও পুণর্জাগরণমূলক নীতি ও পদক্ষেপের মাধ্যমে এ সমস্ত 
ফেতনার মূলোৎপাটন ঘটে যা সেই সময় মুসলিম বিশ্বে মুখ ব্যাদান করে ইস- 
লামের পবিত্র বৃক্ষের এবং তার গোটা “আকীদাগত, আধ্যাত্মিক ও বুদ্ধিবৃত্তিক 
ব্যবস্থাকে গিলে খাবার জন্য তৈরী ছিল। এসবের মধ্যে ইরানের নুকতাবী 
আন্দোলন এবং তার সমর্থক অনুসারীরাও শামিল যারা মুহাম্মাদুর, রাসূলুল্লাহ 
(সা)-এর নবুওত এবং তার স্থায়িত্ব ও চিরপ্তনতার বিরুদ্ধে প্রকাশ্যে বিদ্রোহের | 
পতাকা উত্তোলন করেছিল এবং যারা ঘোষণা করেছিল যে, নবৃওতে মুহাম্মদীর 
এক সহস্র বছর পূর্তি হল, এখন ধর্মীয় নেতৃত্ব ও জীবনের নতুন পুনর্গঠন ও 
আইন প্রণয়নের এমন এক যুগ শুরু হতে যাচ্ছে যার বুনিয়াদ হবে বুদ্ধিবৃত্তি ও 
দর্শনের উপর, যার নেতৃত্‌ থাকবে মাহমুদ পীস খাওয়ান ও তার দলের হাতে 
আর যার কেন্দ্র হবে ইরান ও ভারতবর্ষ ।১ এসব ফেতনার মধ্যে সম্রাট আকবরের 
দীন-ই আকবরী (ইতিহাসে 'দীন-ই ইলাহী নামে পরিচিত ।__অনুবাদক) ও 
‘আঈন-ই জাদীদও অন্তৰ্ভুক্ত যা ভারতবর্ষে নবুওত ও শরীয়তে মুহাম্মদীর স্থান 
দখল ও এর বিকল্প হবার দাবীদার ছিল। ধর্মীয় জীবন-যিন্দেগী, ইবাদত ও 
আসল এবং সমাজ ও সংস্কৃতির সেই সব ধর্মীয় বিদ'আতও এর অন্তর্গত যা 
একটি সমান্তরাল শরীয়ত হতে যাচ্ছিল এবং যার একটি স্থায়ী ফিকহ বা আইন. 
শান্তর প্রণীত ও সংকলিত হচ্ছিল আর তাও বন্ততপক্ষে মুহাম্মাদুর রাসূলুল্লাহ (স)- 
র সমাপ্তির জন্য একটি চ্যালেঞ্জ ও শরঈ আইন প্রণেতার দাবীদার ছিল। 

এক্ষেত্রে ওয়াহদাতু'ল-ওজুদ-এর দর্শনও এসে যায় যার ভিত্তি ছিল স্বীয় দাঈ | 
ও পতাকাবাহীদের কথিত উক্তি মাফিক কাশৃফী হাকীকতের উপর এবং যে দর্শন 
সম্পর্কে এর চরমপন্থী অনুসারীও একথা দাবী করে না যে, খাতামান্নাবিযটান 
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সে) এ দর্শন প্রকাশ্যে প্রচার করেছেন, তিনি সাহাবায়ে 
কিরাম (র) এবং সাহাবায়ে কিরাম (র) পরবর্তী লোকদেরকে এর প্রতি দাওয়াত 
জানিয়েছেন । এই দাওয়াত ও দর্শনও নবুওতের পেশকৃত দাওয়াত ও তার সুস্পষ্ট 
শিক্ষামালা এবং এর লক্ষ্য ও উদ্দেশ্যসমূহের (জ্ঞাতসারে কিংবা অজ্ঞাতসারে) 
গ্রতিপক্ষে পরিণত হতে চলেছিল এবং এক্ষেত্রে তার যতটুকু সাফল্য অর্জিত হত, 
এর মূল দিল ও দিমাগে তথা মন-মস্তিফে ও মুসলিম সমাজ দেহে গেঁথে যেত 
ততই আহকাম-ই শারী'আত তথা শরীয়তের বিধি-বিধানসমূহের উপর আমল 
করা, ইসলামই যে একমাত্র সত্য ধর্ম ও মুক্তি লাভের মাধ্যম এই বিশ্বাসে 
দুর্বলতা দেখা দিত এবং ধর্মদরোহিতা, বন্পাহীন স্বাধীনতা, কোন কিছুই দোষনীয় 


১. পুস্তকের ১ম অধ্যায়, দশম শতাব্দীর বড় ফেতনা দ্র, ৷ 


১৪৪ হযরত মুজাদ্দিদ আলফেছানী (র) 
নয় বরং সব কিছুই বৈধ_-এই মানসিকতা, আমল অপ্রয়োজনীয় ইত্যাদি 
রকমের ধারণার রাস্তা খুলে যেত, চাই কি এর সতর্ক ও পরহেষগার কথক সুফী- 
মাশারেখ স্বয়ং শরীয়তের যতই পাবন্দ হোন, তিনি নিজে শরীয়তের প্রতি যতই 
কেন শ্রদ্ধাশীল না হোন এবং এই কর্মপন্থার তিনি যত বিরোধীই কেন না হোন। 
এ প্রসঙ্গে ইমামিয়া ফেব্কার কথাও এসে যায় যাদের বুনিয়াদী আকীদা- 
সমূহের মধ্যে ইমামতের “আকীদাও রয়েছে, যারা ইমামতের এমন তা'রীফ করে 
থাকে এবং তার এমন সব গুণ ও বৈশিষ্ট্যের বর্ণনা দেয় যা তাকে প্রায় নবীর 
সমপর্যায় ও সমকক্ষে পরিণত করে ।১ ঠিক তেমনি সাহাবা-ই কিরাম (রা)-এর 
এক বিরাট সংখ্যক জামা“আত সম্পর্কে এমন সব অভিমত পোষণ করে যদ্দারা 
নববী সত্তার সাহচর্ষের প্রভাব, তীর বিপ্লবাত্মক ও রাসায়নিক প্রতিক্রিয়ার উপর 
কলংক আরোপিত হয় এবং যা 452 GR LL 2241০১০5312, 
২6 এ এ পপি 18) 1] (তিনিই নিরক্ষরদের মধ্যে এক জনকে 
পাঠিয়েছেন রসূলরূপে যে তাদের নিকট আবৃত্তি করে তাঁর আয়াত, তাদেরকে 
পবিত্র করে এবং শিক্ষা দেয় কিতাব ও হিকমত)-এর পরিপন্থি। এই ফেব্কার 
প্রভাব বিভিন্ন রাজনৈতিক ও জ্ঞানগত কারণে ভারতবর্ষে তখন দ্রুতগতিতে বিস্তার 
লাভ করছিল এবং মুসলিম সমাজ (যার অধিকাংশই সুন্নীৎ আকীদায় বিশ্বাসী) 
তাদের আকীদা-বিশ্বাস, ধ্যান-ধারণা, চিন্তা-চেতনা ও আচার-অভ্যাস দ্বারা 
গভীরভাবে প্রভাবিত হচ্ছিল। 


১, ইমামিয়া ফেব্কার নির্ভরযোগ্য গ্রন্থসমূহ থেকে “ইমাম” সম্পর্কে খা কিছু প্রমাণিত হয় তার 
সার-সংক্ষেপ এই: ইমাম গোপন ও প্রকাশ্য সর্বপ্রকার পাপ থেকে মুক্ত (নিষ্পাপ) ও পাক- 
পবিত্র হয়ে থাকেন। তীর আনুগত্য ও অনুসরণ বাধ্যতামূলক (ফরয) হয়ে থাকে। তার 
হাতে মু'জিযা প্রকাশিত হয়। তিনি শরীয়ত সম্পর্কিত গভীর জ্ঞান (কোন কিছুই যার 
আওতাবহিভূর্ত নয়) ‘ইলমে লাদুনী হিসাবে পেয়ে থাকেন যা কিয়ামত অবধি আল্লাহ্র 
দলীল হিসাবে প্রতিটি যুগেই প্রকাশ পাবে (আশ-শরীফ আল-মুরতাদাকৃত কিতারু'শ-শাফী, 
তুসী কৃত তালখীসু'শ-শাফী ও আল্লামা শায়খ মুহাম্মদ হুসায়ন আল-কাশিফুল-গিতা' কৃত 
আসলু'শ-শী'আ ওয়া উসুলুহা থেকে উদ্বৃত)। 


কোন দ্বিমত নেই। তিনি এও বিশ্লেষণ করেছেন. ও নবীর মধ্যে পার্থক্য কেবল এতটুকু 
যে, -এর উপর ওয়াহী আসেনা (পৃ. ৫৯)। 


হযরত মুজাদ্দিদ -এর সংস্কার ও পুণর্জাগরণমূলক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু .১৪৫ 


এভাবেই তিনি নবৃওতে মুহান্মদীর উপর ঈমান ও আস্থার পুনরুজ্জীবন 
ঘটিয়ে গ্রীক ও ইরানী দর্শন এবং মিসরীয়১ ও ভারতীয় মরমীবাদী ভাবধারা 
থেকে উদ্ভাবিত সেই সব ভারী ও জটিল তালা খুলে দেন। একটি তীরের 
আঘাতেই তিনি সেই সব ফেতনার নির্মূল ঘটান মুসলমানদের প্রতিভাবান শ্রেণী 
যার শিকারে পরিণত হয়েছিল । 


আধ্যাত্মিক ও বুদ্ধিবৃত্তিক জ্ঞানের সীমাবদ্ধতা 

মুজাদ্দিদ সাহেবের সংস্কার ও পুনর্জাগরণমূলক অবদান হুল, তিনি বুদ্ধিবৃত্তিক 
ও আধ্যাত্মিক স্বজ্ঞামূলক এই উভয় জ্ঞানই যে বুদ্ধি বহির্ভূত জ্ঞান, আল্লাহ্‌র যাত 
ও সিফাত তথা সত্তা ও গুণাবলীর সঠিক পরিচিতি, সন্দেহাতীত জ্ঞান এবং 
অকাট্যভাবে প্রমাণিত সত্যের নিশ্চিত উপলদ্ধি থেকে অক্ষম তা তিনি প্রমাণ 
করেন। তিনি প্রমাণ করেন যে, এই উভয় উৎস থেকে অর্জিত ও লব্ধ জ্ঞান 
সন্দেহ ও সংশয়, ভুল-ভ্ৰান্তি, পদস্বলন ও ভ্রান্ত ধারণা থেকে মুক্ত নয়। আল্লাহ্‌র 
সঠিক জ্ঞান ও যথার্থ পরিচিতি কেবল নবীগণের মাধ্যমেই লাভ করা যায়! যে 
রকম বুদ্ধির মর্যাদা অনুভূতি ও কল্পনার উর্ধ্বে তেমনি নবৃওয়তের মর্যাদা বুদ্ধির 
উপর | আল্লাহ্র তা'জীম ও তাকরীম তথা তীর সম্পর্কে জ্ঞান ও ইবাদতের নির্ভুল 
পন্থা সম্পর্কে অবহিতি নবৃওয়তের উপর এবং নবীদের প্রদত্ত তথ্য ও শিক্ষার উপর . 
নির্ভরশীল । শ্রীক দার্শনিকগণ আল্লাহ্র সত্যিকার প্রকৃতি ও গুণাবলী সম্পর্কে 
সাংঘাতিক হৌচট খেয়েছেন. মারাত্মক ভ্রান্তির শিকার হয়েছেন এবং হাস্যকর 
রকমের শিকার হয়েছেন । এজন্যই তা হয়েছে যে, যেমন বিশুদ্ধ ও নির্ভুল জ্ঞান- 
বুদ্ধি বলতে কিছু নেই এবং তেমনি খাটি ও নির্ভেজাল কাশৃফ তথা আধ্যাত্মিক 
স্বজ্ঞা বা 17100160 (যা অভ্যন্তরীণ কামনা-বাসনা ও বাইরের প্রভাব থেকে 
নিরাপদ) অত্যন্ত দুরুহ বরং দুষ্পাপ্য গুণ। মরমীবাদী ও দিব্যজ্ঞানিগণও 
দার্শনিকদের মতই হৌচট খেয়েছেন এবং অনুমান, কষ্ট-কল্পনা ও মূর্খতার শিকার 
হয়েছেন। বুদ্ধি ও দিব্য জ্ঞান দুটো নিশ্চিত বিশ্বাস অর্জন (য়াকীন) ও আল্লাহ 
প্রাপ্তির পক্ষে যথেষ্ট নয় । এর অর্থ এই যে, কেবল নবুওয়তই আল্লাহ্‌র যাত ও 
সিফাত এবং তীর বিধি-বিধান সম্পর্কে জ্ঞান লাভের একমাত্র মাধ্যম । 

মুজাদ্দিদ আলফেছানী আরও ঘোষণা করেন যে, খাটি ও নির্ভেজাল জ্ঞান- 
বুদ্ধি কষ্ট-কল্পনার ন্যায় অসম্ভব এবং তা অন্তর্গত বিশ্বাস ও স্বীকৃত বিষয়াদি এবং 
বাইরের বিভিন্ন উপাদান ও প্রভাব দ্বারা প্রভাবিত হয়ে থাকে। এর বহু সিদ্ধান্ত ও 
7 নসর নব্য গ্রেটোবাদের বিরাট কেন্দ্র ছিল যেখানে Polotinus Parphyry, Proclus 

প্রমুখের জন্ম হয় এবং নব্য গ্রেটোবাদ নামে এক নতুন ধর্মের ভিত্তি স্থাপিত হয়। 
৮১০ 


১৪৬ হযরত মুজাদ্দিদ আলফেছানী রে) 


ফলাফল এ সব বাইরের রঙ দ্বারা রঞ্জিত ও মিশ্রিত হয়ে সামনে আসে যা তার 
ভেতর ও বাইরে পাওয়া যায়। তিনি প্রমাণ করেন যে, বুদ্ধিবৃত্তি পরম সত্য 
আবিষ্কারের একটি ক্রটিপূর্ণ মাধ্যম। পূর্ণ দলীল একমাত্র নবীদের নবৃওয়ত আর 
নবৃওয়ত ব্যতিরেকে প্রকৃত আত্মশুদ্ধি আদৌ সম্ভব নয়। 
তিনি আত্মশুদ্ধি ও হৃদয়ের পরিশুদ্ধির মধ্যে একটি পার্থক্য রেখা টেনেছেন 
এবং উভয়ের পার্থক্য নিরূপণ করেছেন। তিনি প্রমাণ করেন যে, আবিয়া-ই 
কিরাম-এর রিসালতের সত্যতা সমর্থনকারিগণ তাদের বিশ্বাসের পক্ষে প্রচুর 
যুক্তি রাখেন। আধিয়া-ই কিরাম প্রদত্ত তথ্যকে আপন বুদ্ধিবৃত্তির অধীনে সংস্থাপন 
করা নবুওয়ত অস্বীকৃতির নামান্তর । তিনি এই বিষয়টিও সুস্পষ্টভাবে বিশ্লেষণ 
করেন যে, জ্ঞান-বুদ্ধির বিরোধী হওয়া এক কথা আর এর আওতাবহির্ভূত হওয়া 
ভিন্ন কথা । 
মুজাদ্দিদ সাহেবের বৃদ্ধি ও স্বজ্ঞা-নির্ভর গবেষণাপ্রসূত বিপ্রবী সিদ্ধান্ত যার 
ভেতর এঁশী সমর্থন ও নবৃওয়তের প্রদীপ্ত শিখা থেকে লন আলো অন্তর্গত, 
- জ্ঞানগত ও আধ্যাত্মিক জগতে আলোড়ন সৃষ্টিকারী, চিন্তা-চেতনার নতুন দ্বার 
উন্মোচনকারী, বুদ্ধিবৃত্তিক ও জ্ঞান জগতের বহু সমকালীন মুদ্রাকে জাল 
প্রতিপন্নকারী, নবুওয়ত ও আসমানী শরীয়তের সত্যতা ও মর্যাদা ঘোষণাকারী ও 
এসবের উপর আবার গোড়া থেকে আস্থা পুনঃস্থাপনকারী জ্ঞান-বিজ্ঞান এবং এমন 
এক সংক্কারমূলক ও বিপ্লবাত্মক জ্ঞানগত ও গবেষণাধর্মী কৃতিত্ব যা এককভাবে 
সে সময়কার শিক্ষাব্যবস্থা, জ্ঞানগত পরিবেশ ও মস্তিষ্কজাত প্রয়াস ও সাধনার 
ফল হতে পারে না। এজন্য যে, এর ভেতর এমন সব কথা বলা হয়েছে যার 
ভেতর থেকে কতকগুলো দর্শন ও চিন্তার জগতে শতাব্দীর পর পৌঁছেছে এবং 
যার সত্যতার উপর শেষাবধি জ্ঞান ও আধ্যাত্মিক অভিজ্ঞতা সত্যতার সীলমোহর 
মেরে দিয়েছে। এ কেবল এঁশী সাহায্য ও মদদ এবং রব্বানী হেদায়েত তথা পথ- 
নিদের্শনার ভ্রভঙ্গ ইঙ্গিত ছিল যা তাকে হি. দ্বিতীয় সহস্রাব্দের সুচনায় দীন-ধর্মের 
সংস্কার ও পুনর্জাগরণ এবং নবৃওত ও শরীয়তে মুহাম্মদীর প্রতিরক্ষার জন্য নির্বাচন 
করে, ছিল সেই ইখলাস নিষ্ঠা, এঁকান্তিকতা), ধর্মীয় মর্যাদাবোধ এবং রসূলুল্লাহ 
(সা)-এর পূর্ণ আনুগত্য ও অনুসরণের ফয়েষ যার উপর তিনি প্রথম থেকেই পথ 
চলা শুরু করেছিলেন। 
এই সংক্ষিপ্ত বক্তব্যের বিস্তারিত বিবরণ এবং এই সব ইশারা- ইঙ্গিতের 
স্পষ্টতর ব্যাখ্যা-বিশ্লেষণের জন্য সেই পটভূমি ও অবস্থা অনুধাবন করা প্রয়োজন '' 
২57 
উদ্ভাসিত হবে। 


হযরত মুজাদ্দিদ -এর সংস্কার ও পুণর্জাগরণমূলক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু. ১০৭ 
কিছু মৌলিক প্রশ্নমালা ও তার জওয়াব 

দীন ও দুনিয়ার গুরুত্বপূর্ণ ও প্রাথমিক প্রশ্ন যার সঠিক উত্তরের উপর এই 
জীবনের সংশোধন ও বিশুদ্ধ ব্যবস্থাপনা এবং পারলৌফিক জীবনের নাজাত তথা 
মুক্তি নির্ভর করে-_তা এই যে, এই পৃথিবীর সৃষ্টা কে? তার গুণাবলী কি? 
আমাদের সঙ্গে তার সম্পর্ক কি? আর আমাদেরই বা তার সঙ্গে কী ও কেমন 
সম্পর্ক হওয়া দরকার? তীর পসন্দনীয় ও আনন্দের বস্তই বা কী এবং অপসন্দনীয় 
ও অসন্তোষের জিনিষই বা কী? এই জীবনের পর আর কোন জীবন আছে কি? 
যদি থাকে তাহলে তার প্রকৃতি কি এবং তার জন্য এই জীবনে দিক-নিদের্শনাই 
বাকী? 

এই সব প্রশ্নের উত্তরের মধ্যেই আল্লাহ তা'আলার যাত, সিফাত (সত্তা ও 
গুণাবলী) ও আফ'‘আল (কর্ম), জগতের নিত্যতা ও অনিত্যতা তথা নশ্বরতা ও 
অবিনশ্বরতা, পরলোক, জান্নাত, জাহান্নাম, ওয়াহী ও ফেরেশতাদের অস্তিত্বের 
আলোচনা এবং এমন সব অধিবিদ্যামূলক আলোচনা এসে যায় যা যে কোন ধর্ম 
ও আদর্শের মৌলিক দিকের অন্তর্গত । 

এসব প্রশ্নের উত্তর এবং এসব সমস্যার সমাধান মানুষ দু'ভাবে দিতে চেষ্টা 
করেছে। তন্মধ্যে একটি বুদ্ধিবৃত্তির সাহায্যে, দ্বিতীয়টি দিব্যজ্ঞান বা এশ্বরিক 
জ্ঞানের পথে। প্রথমটিকে আমরা দর্শন বলি আর দ্বিতীয়টিকে বলি মরমীবাদ 
(yall) | 

কিন্তু মৌলিকভাবে এই দু'টো পদ্ধতিই ভুল এবং তা কতকগুলো প্রাথমিক 
ভুল ধারণার ভিত্তিতে গড়ে উঠেছে। আমরা এগুলো ভূমিকা হিসাবে মুজাদ্দিদ 
(র)-এর মকতুবাত থেকে উদ্ধৃতির সাহায্যে কিছুটা সংক্ষিপ্ত ব্যাখ্যা সহকারে 
পেশ করা সমীচীন মনে করি। 


অবিমিশ্র যুক্তিবুদ্ধি ও নির্ভেজাল কাশ্ফ (তন্ময়তাপূর্ণ প্রেরণা)-এর 


সমালোচনা 


বুদ্ধিবৃত্তি সম্পর্কে সর্বাথে একথা মনে রাখতে হবে যে, সে তাঁর প্রকৃতিগত ; 


দায়িত্‌ পালন যেমন জানা, ব্যাখ্যা-বিশ্নেষণ ও যুক্তি-বুদ্ধির প্রয়োগ ইত্যাদির 
ক্ষেত্রে স্বাধীন ও আত্মনির্ভরশীল নয়, সে তার থেকে কমতর বস্তুর মুখাপেক্ষী ও 
নির্ভরশীল । অনুভুতি জ্ঞান ও অভিজ্ঞতার সাহায্যে অন-অনুভূত ও অজ্ঞাত বস্তুর 
ইল্ম হাসিল তথা জ্ঞান লাভ স্বীয় জ্ঞান-ভাণ্ডার এবং সুচনা ও ভূমিকার সাহায্যে 


এবং তা ইল্‌মী উপায়ে বিন্যস্ত করত সে এই পর্যায়ে গিয়ে পৌছে যা তার তখন 


১৪৮ হয়রত মুজাদ্দিদ আলফেছানী (র) 
অবধি অর্জিত ছিল না। একথা ইন্দ্িয়ানৃভূতি ও অভিজ্ঞতার দ্বারা অর্জিত হতে 
পারত না। সমস্ত বোধগম্য বন্তু-নিচয়ের মিশ্রণ ও হজম এবং সে সবের 
পর্যালোচনা থেকে এ সত্যই ফুটে উঠবে যে, বুদ্ধিবৃত্তি এ সব সত্য ও বাস্তবতা 
এবং উন্নত জ্ঞান অবধি এই সব অনুন্পেখ্য অনুভূতি ও প্রাথমিক উপলদ্ধিজাত 
জ্ঞানের সাহায্যেই পৌঁছেছে যা কোন বুদ্ধিবৃত্তিক ও জ্ঞানগত বিচার-বিশ্লেষেণ ও 
বিন্যাস ছাড়াই এ বিরাট পরিণতি ও ফলাফল পর্যন্ত পৌঁছাতে পারে না। 
অনন্তর এটা সুস্পষ্ট যে, যেখানে মানুষের অনুভূতি ও সাংবেদনিক 
ইন্দ্িয়সমূহ একেবারেই অসহায়, যেখানে তার নিকট জ্ঞানের আদৌ কোন উপায়- 
উপরকরণই নেই এবং যার প্রাথমিক উপাত্ত থেকেও সে বঞ্চিত, যেখানকার 
বাস্তব অবস্থা সম্পর্কে তার কোন ধারণা ও অভিজ্ঞতাই নেই এবং যেখানে ধা- 
রণা কিংবা অনুমানের ভিত্তিই বর্তমান নেই সেখানে তার বুদ্ধিবৃত্তি ও মেধা, তার 
ধারণা কিংবা অনুমান কী করতে পারে? সেখানে তার জ্ঞান-বুদ্ধি তেমনি 
অসহায় যতখানি অসহায় একজন নৌকা ব্যতিরেকে সমুদ্র পাড়ি দেবার ক্ষেত্রে 
এবং এরোপ্রেন ব্যতিরেকে মহাশুন্য পাড়ি দেবার বেলায়। একজন লোক যতই 
মেধার অধিকারী হোক না কেন__সংখ্যা জ্ঞান ব্যতিরেকে তার পক্ষে অংক কিংবা 
বীজগণিতের সমস্যার সমাধান করা সম্ভব নয়। যেই ব্যক্তি কোন ভাষার অক্ষর 
জ্ঞান শেখেনি এবং ষে উক্ত ভাষার বর্ণমালা সম্পর্কে অজ্ঞ সে যতই মেধা ও 
প্রতিভার অধিকারী হউক না কেন এবং সে হাজার রকমের বুদ্ধি খাটাক, সহস্র 
প্রকার কষ্ট-কল্পনার আশ্রয় নিক এবং যতই মাথার ঘাম পায়ে ঝরাক-__উক্ত 
ভাষার একটি লাইনও পাঠ করতে সে সক্ষম হবে না। ঠিক তেমনিভাবে 
উল্লিখিত সমস্যার সমাধান কেবল জ্ঞান বা বুদ্ধিবৃত্তির সাহায্যেও হতে পারে না। 
কেননা এর প্রাথমিক সুত্র বা উপাত্ত তো মানুষের লব্ধ নয় আর এক্ষেত্রে কষ্ট- 
কল্পনা কিংবা অনুমান-আন্দাজেরও কোন সুযোগ নেই। 


আরেকটি বিষয় মনে রাখতে হবে যে, মানবীয় জ্ঞান-বুদ্ধির শক্তি ও 
কার্যকারিতার একটি সীমা রয়েছে, একটি নিদিষ্ট গণ্ডির মাঝে সে গণ্ডিবদ্ধ যার 
বাইরে সে যেতে পারে না। সেরকম মানব ইন্দ্রিয়ের আলাদা আলাদা গণ্ডি রয়েছে 
এবং এর কার্যকারিতা এসবের ভেতর সীমাবদ্ধ । দর্শন ইন্নিয়ের সাহায্যে হাজারো 
রকমের দর্শনীয় বস্তু দেখা যেতে পারে, কিন্তু এর দ্বারা একটি শব্দও শোনার 
কাজ চলে না। অপরাপর ইন্দ্রিয় সম্বন্ধেও একই কথা প্রযোজ্য । এরপরও নির্দিষ্ট 
ইন্দ্িয়সমূহের শক্তি ও কার্যকারিতা আপনাপন ক্ষমতা ও গণ্ডির মধ্যেও সীমাহীন 


নয়। 


হযরত মুজাদ্দিদ -এর সংস্কার ও পু্র্জাগরণমূলক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু ১৪৯ 


তেমনি বুদ্ধি যদিও এঁ সব বাহ্যেন্্িয়ের ভেতর অধিকতর বিস্তৃত তথাপি তা 
সীমাবদ্ধ । ইবৃন খালদুনের ভাষায় 8 

“বুদ্ধি বা বুদ্ধিবৃত্তি একটি নির্ভুল তুলাদণ্ড। তার সিদ্ধান্ত নিশ্চিত ও নির্ভুল। 
কিন্তু তুমি যদি এই তুলাদণ্ডে তাওহীদ, আখেরাত, নবৃওয়ত, সিফাত-ই ইলাহী 
তথা এঁশী গুণাবলী এবং সেই সব বিষয় খা বুদ্ধির উর্ধের সত্য মাপতে চাও 
তবে তা মাপতে পারবে না, মাপতে গেলে তা হবে পশুশ্রম মাত্র। উদাহরণ 
হিসেবে বলা যায় যে, এক ব্যক্তির সোনা মাপার তুলাদণড দৃষ্টে সেই তুলাদণ্ডে 
পাহাড় মাপার সাধ জাগল। আর এতো জানা কথা যে, সোনা মাপার যন্ত্রে পাহাড় 
মাপা আদৌ সম্ভব নয়। অবশ্য এর দ্বারা তুলাদণ্ডের যথার্থতার ব্যাপারে আদৌ 
কোন সন্দেহ জাগছে না। কেননা সব কিছুরই একটা সীমা আছে। তদ্রুপ বুদ্ধির 
কর্মক্ষমতারও একটা সীমা আছে যার-বাইরে সে যেতে পারে না। সে আল্লাহ্‌র 
যাত ও সিফাত তথা তীর সত্তা ও গুণাবলী বেষ্টন করতে পারে না। কেননা বুদ্ধি 
তার অস্তিত্বের একটি ক্ষুদ্র অপু মাত্র ।”১ 

তৃতীয় কথাটি এই যে, বুদ্ধির মধ্যে পরিপূর্ণ অবিমিশ্রতা এবং এর সিদ্ধান্ত ও 
ফলাফলসমূহের ভেতর পূর্ণ নিরপেক্ষতা রক্ষা খুবই কঠিন। সত্যানুসন্ধানিগণ 
জানেন যে, নির্ভেজাল বুদ্ধিবৃত্তি ও একক বুদ্ধি থেকে অধিক দুর্লভ গুণসম্পন্ন বস্তু 
দুনিয়ার বুকে মেলা ভার ৷ আবেগ-উদ্দীপনা ও কামনা-বাসনা,পরিবেশ, বিশেষ 
তা‘লীম ও তরবিয়ত, নির্দিষ্ট আকীদা-বিশ্বাস ও দৃষ্টিভঙ্গি, খেয়ালী কল্পনা ও ভুল- 
ভ্রান্তির প্রভাব থেকে সে খুব কমই মুক্ত হয়ে থাকে । আর এজন্যই তার 
সিদ্ধান্তের ভেতর সব সময় অকপটতা ও বিশ্বস্ততা এবং তার ফলাফলের ভেতর 
অকাট্যতা সৃষ্টি হওয়া এতটা সহজ ও সাধারণ নয় যতটা মনে করা হয়। 

কিন্তু বিস্ময়কর ব্যাপার এই যে, দাশনিকগণ এ সমস্ত সত্যকে উপেক্ষা করে 
আপন উদ্দেশ্য ও লক্ষ্য নির্ধারণে ভুলের শিকার হয়েছেন এবং আল্লাহ্র যাত ও 
সিফাত তথা আল্লাহ্র সত্তা ও তীর গুণাবলী এবং তৎ্সম্পর্কিতের উপর কোনরূপ 
সামান-আসবাব ছাড়াই এবং কোন জ্ঞান ও আলো ছাড়াই এমন বিস্তারিত ও সু 
এবং এমন আস্থা ও বিদ্যাবত্তার সঙ্গে আলোচনা করেছেন যা একজন রসায়নবিদ 
আলোচনা ও গবেষণা সমগ্রটাই আন্দাজ-অনুমান ও খেয়ালী- কাল্পনিক রহস্যের 
সংমিশ্রণ এবং কল্পনার পর কল্পনাই যার ভিত্তি। এ এঁশী দর্শনের এমনই এক 
কাল্পনিক রূপকাহিনী যার কিছু নমুনা সামনের গৃষ্ঠাুলোতে পাওয়া যাবে। 
১. মুকাদ্দিমা ইবন খলদূন, ৪৭৩ গৃ। 


1 
॥ 


১৫০ হযরত মুজাদ্দিদ আলফেছানী (র) 


এই বুদ্ধিবৃত্তিবাদ ও দর্শনের মুকাবিলায় জ্ঞান আহরণের আরেকটি প্রয়াস 
রয়েছে যার নাম দিব্যজ্ঞান 07509501015) এর মূলনীতি হল এই যে, পরম ; 
সত্য ও নিশ্চিত জ্ঞান (হক ও য়াকীন)-এর অবহিতি লাভের জন্য বুদ্ধি, জ্ঞান ও 
দলীল-প্রমাণ উপকারী ও ফলপ্রসূ নয় বরং তা ক্ষতিকর । পরম ও নিশ্চিত সত্যের 
যথার্থ জ্ঞান লাভের জন্য মুশাহাদা তথা পরম সত্যের দর্শন ও পর্যবেক্ষণ শর্ত। 
আর এই সুশাহাদা কেবল তখনই সম্ভব যখন আধ্যাত্মিক আলো (৬১৮১৩), 
আত্মার পরিচ্ছন্নতা এবং এক অভ্যন্তরীণ ইন্দ্রিয় শক্তিকে জাগ্রত করা যাবে যা 
আধ্যাত্মিকতা ও ইন্দিয়াতীত বস্তু তেমনি উপলব্ধি ও অনুভব করতে পারে যেভাবে 
এই বাহ্যিক চক্ষু বাহ্যিক বস্তুসমূহের অনুভব ও উপলব্ধি করতে পারে যখন 
বন্তুবাদকে একেবারে ধ্বংস এবং বাহ্যিক অনুভুতি শক্তিকে মুর্দা করে দেওয়া 
হবে। এই ভাবে আধ্যাত্মিক জ্ঞান (0:0£01000) কেবল অবিমিশ্র ও নির্ভেজাল 
বুদ্ধিবৃত্তি ও অভ্যন্তরীণ রৌশনীর (5:৮12,3) মাধ্যমেই অর্জন করা সম্ভব যা 
রিয়াযত, আত্মহনন, মুরাকাবা ও গভীর ধ্যানমগ্নতার দ্বারা সৃষ্টি হয়। 

একথা ঠিক যে, মানুষের মধ্যে এই অভ্যন্তরীণ অনুভব ও বোধশক্তি 
বর্তমান। এধরনের অপরাপর শক্তিও তার মধ্যে থাকা সম্ভব। কিন্তু সে যাই 
হোক, এসবই মানবীয় বোধশক্তিই তো, ঠিক তেমনি দুর্বল ও সীমাবদ্ধ, ভুলে 
ভরা ও সহজে পরিবেশ-গ্রভাবের শিকার । সে রকম মানুষের সমগ্র শক্তি, জ্ঞান 
প্রকাশের গোটা মাধ্যম,এর অনুভব ও পর্যবেক্ষণেও ভুল ও আত্মপ্রতারণা সংঘটিত 
হয় যেমন অপরাপর ইন্দ্রিয়ের ক্ষেত্রে হয় । যদি এমনটি না হত তাহলে দিব্যজ্ঞানী 
ও মরমীবাদীদের তন্ময়তাপূর্ণ স্বজ্ঞা এবং আধ্যাত্মিক প্রেরণা ও বিশ্লেষণের ভেতর 
সেই সব বিরাট রকমের পারস্পরিক বৈপরিত্য ও মতানৈক্য দেখা দিত না এবং 
বড় বড় সমস্যার ক্ষেত্রে তাদের পদশ্বলন ঘটত না ও তারা ভুল সিদ্ধান্তের শিকার 
হতো না। আর এক্ষেত্রে মুসলিম ও অমুসলিম মরমীবাদীদের মধ্যে কোন পার্থক্য 
নেই ।১ 

সে যাই হোক, বুদ্ধিবৃত্তির মত এই বিশেষ বুদ্ধিবৃত্তির পক্ষেও নির্ভেজাল ও 
অবিমিশ্র হওয়া খুবই কঠিন। আর এর উপর বাইরের প্রভাব এবং বাহ্যিক ও 
অভ্যন্তরীণ বস্তুর ছায়া ও প্রতিবি্ব পড়ে। এ দর্পণও হাকীকত তথা যথার্থ ও বাস্তব 
সত্যের নির্ভুল চিত্র পেশ করেনা! দিব্যজ্ঞানী ও মরমীবাদীদের পরিবেশ, তাদের 
আকীদা-বিশ্বাস ও অনুসিদ্ধান্তসমূহের এই প্রভাব তাদের পর্যবেক্ষণের উপর 


১. বিস্তারিত উদাহরণের জন্য দ্র. গ্রস্থকারের “মাযহাব ও তামাদুন’ (“ধর্ম ও কৃষ্টি” নামে 
প্রকাশিত) নামক গ্রহের ০৪1১২। শীর্ষক ১ম অধ্যায়। 


হযরত মুজাদ্দিদ -এর সংস্কার ও পুণর্জাগরণমূলক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু ১৫১ 
পড়ে। এটাই কারণ যে, বহু দিব্যজ্ঞানী ও মরমীবাদী দার্শনিক তাদের কাশৃফ ও 
পর্যবেক্ষণের মধ্যে এমন বহু এ সব গ্রীক ও মিসরীয় কল্পনা-বিলাস ও ধ্যান- 
ধারণার সমর্থন দেখতে পেত যার কোন মাথা-সুু কিংবা হাত-পা ছিল না এবং 
এমন বহু কল্পনা বাস্তবরূপে চোখের সামনে ধরা দিত বাইরের জগতে কোথাও 
যার আদৌ কোন অস্তিত্বই নেই।১ 

জার উরি এমা নদ দর বি দানে নি 
তেমনি তা বহির্ভূত দিব্যজ্ঞানের সীমারেখারও ৷ এর দ্বারা কেবল আলমে 
আরওয়াহ্‌ (আত্মার জগত)-র গুঢু রহস্য ও আশ্চর্য বিষয়সমূহের ভ্রমণ সম্পন্ন হয়, 
কিছু সূরত দৃষ্টিগোচর হয়, কিছু রঙ নজরে আসে, কিছু আওয়াজ শর্ত হয়, কিন্তু 
আল্লাহ তা'আলার ইচ্ছা ও অভিপ্রায়ের বিস্তারিত জ্ঞান, তার শরঈ কানুন, 
পারলৌকিক জগতের মনয়িলসমূহ এবং এর অবস্থাদি সম্পর্কে তেমনি অজ্ঞ ও 
বেখবর যেমন অজ্ঞ ও বেখবর সাধারণ মানুষ । 

বস্তত দর্শন ও মরমীবাদের মধ্যে একই রূহ (প্রাণ) এবং একই মন- 
ছাড়াই নিজেদের চেষ্টা-সাধনায় জানতে ও পেতে চায় । মনধিল উভয়েরই এক; 
পথ অতিক্রমের পন্থা তথা ভ্রমণের তরীকা ভিন্ন। একজন কল্পনার পাখায় ভর 
করে সেখানে পৌছুতে চায় আর অন্যজন কোন গোপন সুড়ঙ্গ পথে (আধ্যাত্মিক 
পন্থায়) সেখানে হাযির হতে চায়। 

কিনতু হাকীকত তথা বিমূর্ত ও পরম সত্তার জ্ঞান কেবল পয়ণস্বরগণের 
মাধ্যমেই লাভ করা যেতে পারে যাদেরকে নবৃওত ও রিসালত দ্বারা আল্লাহ পাক 
ধন্য করে থাকেন, অপর কোন মাধ্যমে তা সম্ভব নয়। তাদেরকে (নবী- 
রসূলগণকে) তিনি তীর যাত ও সিফাত, আসমান ও যমীনের মালাকৃত তথা 
যমীন ও আসমানের রাজত্বের সব চেয়ে বড় জ্ঞান দান করেন এবং আপন পসন্দ- 
অপসন্দ ও হুকুম-আহকাম-এর সরাসরি জ্ঞান দান করেন এবং তাদেরকে নিজের 
ও মানুষের মধ্যকার মাধ্যম বানান। তীদের নবুওত ও রিসালত দুনিয়ার জন্য 
আল্লাহ্‌র সবচে’ বড় নে“মত। আল্লাহ্‌র যাত ও সিফাতের আজীমুশ্‌-শান “ইল্ম 
তাঁদের অনায়াসে ও বিনামুল্যে দান করেন। এর একটি কণাও সহস্র বছরের 
দার্শনিক চিন্তা-ভাবনা ও অনুধ্যান, আলোচনা-পর্যালোচনা, দলীল-প্রমাণ এবং 
না। “এ আমাদের ও লোকসকলের উপর আল্লাহ্‌র এক মহাঅনুগ্রহ, কিন্তু 
_ অধিকাংশ লোক কৃতজ্ঞতা প্রকাশ করে না!” 

৯, দ্র. প্রাগুক্ত । 


১৫২ হযরত মুজাদ্দিদ আলফেছানী (র) 

একথা ঠিকই বলেছেন যে, “কিন্তু অধিকাংশ লোক কৃতজ্ঞতা প্রকাশ করে 
না” । দার্শনিক ও মরমী জ্ঞানের অধিকারীরা এই নবুওতরূপী নে“মতের অমর্যাদা 
ও অকৃতজ্ঞতা প্রকাশ করে এবং সেই পরম সত্য অবধি তারা আপন শ্রম ও 
সাধনার মাধ্যমে পৌঁছুতে চায় যে বিষয়ে আল্লাহ পাক তাদেরকে বেনিয়াষ ও মুক্ত 
রেখেছিলেন। হাজার বছরের সেই শ্রম ও সাধনার সেইসব পরম্পর-বিরোধী 
হাস্যকর উক্তি ও গবেষণা যা এঁশী দর্শনের পুঁজি এবং যারা নিজেদের ভক্ত- 
অনুরক্ত ও পদাংক অনুসারীদেরকে আল্লাহর নিকট সান্নিধ্যে নিয়ে যাবার ও তার 
সঙ্গে সম্পর্কিত করবার পরিবর্তে আল্লাহ থেকে অধিকতর দূরবর্তী এবং তীর 
পবিত্র সত্তা ও গুণাবলী সম্পর্কে অপরিচিত, সম্পর্কচ্যুত ও মুক্ত করে দিয়েছে। 


০৪558 LTS Ok an 25 9৮৮1 dk 
“তুমি কি ওদেরকে লক্ষ্য কর না যারা আল্লাহ্‌র অনুগ্রহের বদলে অকৃতজ্ঞতা 
প্রকাশ করে এবং ওরা ওদের কওমকে নামিয়ে আনে ধ্বংসের ময়দানে ।” সূরা 
ইবরাহীম, ২৮ আয়াত; 
হযরত মুজাদ্দিদ (র) দর্শন ও আধ্যাত্মিকতা উভয়টির অলি-গলি ও অন্ধি- 
সন্ধি সম্পর্কে বেশ ভাল জানেন। অপর দিকে তিনি ‘ইল্‌মে নবুওতের ওয়ারিছ 
এবং ওয়াহী ও রিসালতের মর্তবা সম্পর্কেও ওয়াকিফহাল। তিনি দার্শনিক ও নব্য 
প্লেটোবাদীদের সেই কর্মপন্থা ও পদ্ধতির উপর বিরাট বিশেষজ্ঞসুলভ সমালোচনা 
করেছেন যা তার সুবিপুল জ্ঞান ও গভীর বিদ্যাবত্তার পরিচায়ক । এই আলোচনা 
তীর সংস্কার ও পুনর্জাগরণমূলক কর্মকাণ্ডের কেন্দ্রীয় ও মৌলিক শাখা আর তা 
এই জন্য যে, গোটা শারী'আতে ইলাহী ও গোটা দীনী নিজাম তথা ধর্মীয় 
ব্যবস্থাপনার বুনিয়াদ এই আলোচনার সিদ্ধান্তের উপর নির্ভর করে যে, অকাট্য 
জ্ঞান ও নিশ্চিত বিশ্বাস অর্জনের মাধ্যম ও উৎস এবং মানুষের জন্য আল্লাহ্‌ 
তা'আলার যাত ও সিফাত, আপন উদ্ভব ও পরিণতি এবং স্বীয় কল্যাণ ও মুক্তির 
সঠিক উৎস কি? তা কি চিন্তা-ভাবনা, জ্ঞানগত আলোচনা -সমালোচনা ও যুক্তি- 
তর্ক দর্শন যার প্রতিনিধিত্ব করে অথবা অভ্যন্তরীণ আলোক বিকীরণ, আত্মহনন, 
পরিশুদ্ধিকরণ, মনশ্চক্ষে পর্যবেক্ষণ ও এমন জ্ঞান যা গোপন ইন্দ্রিয়ানুভূতি ও 
আধ্যাত্মিক শক্তির সাহায্যে হাসিল হয়ে থাকে যাকে এশী ও মরমীবাদী দর্শন বলা 
হয় অথবা এতদুভয়ের বিপক্ষে আশ্বিয়া “আলায়হিমুস-সালাম-এর আনুগত্য 
অনুসরণ ও তীদের উপর ঈমান-এর দ্বারা? এটাই সেই সূচনা বিন্দু যেখান থেকে 
রাস্তা একে অন্যের থেকে বিচ্ছিন্ন হয়ে তিনটি ভিন্নমুখী পথের দিকে ধাবিত হয় 
এবং যা পরে আর কোথাও গিয়ে মিলিত হয় না। 


. হ্যরত মুজাদ্দিদ -এর সংস্কার ও পুণর্জাগরণমূলক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু ১৫৩ 
HEI dl Cp GO Je 15695283২0০ ৮৮০০ 295 
SE la ডে 
“এবং এই পথই আমার সরল পথ, সুতরাং এরই অনুসরণ করবে এবং ভিন্ন 
পথ অনুসরণ করবে না, করলে তা তোমাদেরকে তীর পথ থেকে বিচ্ছিন্ন করবে। 
এই ভাবে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিলেন যেন তোমরা সাবধান হও!” সূরা 
আন'আম,১৫৩ আয়াত; 
এই সুত্রে মুজাদ্দিদ সাহেব-এর কলম থেকে যেই দুর্লভ ও অমূল্য গবেষণা, 
উন্নততর জ্ঞান ও তত্ত্বজ্ঞান বের হয়েছে এবং তীর চিঠিপত্রের ভলিউম দফতরের 
মধ্যে যা ইতস্তত ছড়িয়ে রয়েছে সে সবের তরজমা বিভিন্ন শিরোনামের অধীনে 
পেশ করা হচ্ছে। 


বুদ্ধিবৃত্তির সীমাবদ্ধতা এবং সার্বভৌম স্রষ্টার জ্ঞান . 
“আল্লাহ তা'আলার শোক্র যিনি আমাদেরকে অনুগৃহীত করেছেন, ইসলা- 
মের পথে পরিচালিত করেছেন এবং মুহাম্মদ মোস্তফা (“আলায়হি'স-সালাতু 
ওয়া'স-সালাম)-এর উম্মতের অন্তর্ভূক্ত করেছেন৷ আহিয়া আলায়হিমু'দ-সালাতু 
ওয়া'দ-সালাম দুনিয়াবাসীর জন্য (আল্লাহ্‌র) রহমতস্বরূপ । কেননা হক সুবহানাহু 
ওয়া তা'আলা এঁ সমস্ত হযরতকে প্রেরণের মাধ্যমে আমাদের ন্যায় সীমিত ও 
স্ব্মবুদ্ধির লোকদেরকে এবং ভোতা উপলব্ধির অধিকারী মানুষগুলোকে স্বীয় যাত 
ও সিফাতের খবর দিয়েছেন এবং আমাদের বুদ্ধি যেই পরিমাণ ভোতা ও ক্ষুদ্র 
সেই পরিমাণ আপন সত্তা ও গুণাবলী (যাত ও সিফাত) সম্পর্কে অবহিত 
করেছেন, তীর পসন্দনীয় ও অপসন্দনীয় বন্তসমূহকে পৃথক পৃথকভাবে এবং 
আমাদের ইহলৌকিক ও পারলৌকিক কল্যাণ- অকল্যাণ তথা লাভ-ক্ষতি বৈশিষ্ট্য 
সহকারে ফুটিয়ে তুলেছেন যদি এ সমস্ত হযরতের মহান অস্তিত্ব আমাদের মাঝে 
না থাকত তাহলে মানবীয় বুদ্ধি এই বিশাল কারখানার যিনি শ্রষ্টা তার অস্তিত্‌ 
প্রমাণ করতে কষ্ট ও দুর্বিপাকে নিক্ষিপ্ত হ'ত এবং সেই পবিত্র সত্তার কামালাত 
তথা তীর শক্তি ও সামর্থ্যের পরিচয় উদঘাটন করতে ব্যর্থ হত। প্রাচীন যুগের 
দার্শনিকগণ খীরা তাদের জ্ঞান-বুদ্ধির কারণে নিজেদের সবচে’ বড় জ্ঞানী ও 
বুদ্ধিমান মনে করত, বিশ্বজাহানের শ্রষ্টাকে অস্বীকার করত এবং আপন বুদ্ধির 
অভাব ও সংকীর্ণতার দরুন বন্তুসামত্রীকে কালের দিকে সম্পর্কিত করত। 
আসমান-যমীনের শ্রষ্টা সম্পর্কে হযরত ইবরাহীম (আ)-এর সঙ্গে নমরূদের 
বিতর্ক আলোচনা প্রসিদ্ধ । কুরআন মজীদেও এর উল্লেখ রয়েছে। হতভাগা 


১৫৪ হযরত খুজান্দিদ আলফেছানী রে) 


ফেরআওন বলত, 5938 এ] ১ (২৫. (০ “মিসরবাসী! আমি ছাড়া তোমাদের 
আর কোন শাসক ও উপাস্য আছে বলে তো আমার জানা নেই” অধিকন্তু সে 
হযরত মূসা আ) কে সম্বোধান পূর্বক বলেছিল, ৫৯4 5955 Lal ০১২৩ ১৫ 
০ 5 “হে মুসা! যদি তুমি আমাকে ছাড়া অন্য কাউকে শাসক ও 
উপাস্য মেনে নাও তবে অবশ্যই তোমাকে আমি কারাগারে পাঠাব ।” হামানকে 
এই হতভাগাই বলেছিল, ৫-.৮₹/:2-1 El ৮০ এ ৫১০০৪ 
UIE REY CAL cae A এ LL pail “হামান! আমার জন্য একটি উঁচু 

প্রাসাদ নির্মাণ কর যাতে এতে আরোহণ করত আমি আসমানে উপনীত হতে 
পারি এবং উঁকি মেরে মূসার আল্লাহকে দেখতে পারি। আর আমিতো মুসার 
আল্লাহকে মিথ্যাই জ্ঞান করি।” মোটকথা এই যে, বুদ্ধি এই মহাসম্পদকে প্রমাণ 
করতে অক্ষম এবং এ সব আই্িয়া-ই কিরাম (আ)-এর পথ-নির্দেশনা ছাড়া এই 
অমূল্য সম্পদের সন্ধান লাভে অসমর্থ ।”১ 


সৃষ্টিজগতের স্রষ্টা ও কুশলী ব্যবস্থাপকের অস্তিত্ব গ্রীক দাশনিকগণ যাকে 
‘আদি কারণ" (2150 08039) নামে স্মরণ করে থাকেন এবং তার কর্ম, সৃষ্টি ও 
সৃষ্টিজণতের অস্তিত্বে আসা সম্পর্কে এ সব দার্শনিক যেই বুদ্ধির ঘোড়া ছুটিয়েছেন 
ও কল্পনার পাহাড় গড়েছেন, তৈরী করেছেন কল্পনার আকাশুস্বী প্রাসাদ সে সবের 
বিস্তৃত বিবরণ যুক্তিবিদ্যা ও দর্শনশাস্তরের গ্রন্থে এবং ও সবের উপর আলোচনা- 
পর্যালোচনা ও সমালোচনা আকাইদ ও. কালামশান্ত্. বিষয়ক গ্রন্থে দেখা যেতে 
পারে । এখানে সেসবের সুযোগ নেই। 

কিনু হযরত মুজাদ্দিদ (র)-এর চিন্তা-চেতনা ও দৃষ্টিভঙ্গি এবং তীর তার 
উন্নততর জ্ঞান অনুধাবনের জন্য এবং একথা জানার জন্য যে, & সব কল্পনার 
ফানুস প্রত্যাখ্যানে, যা কেবলই গ্রীক মস্তিক্ষ-প্রসূত ও কল্পনা শক্তির আবিষ্কার- 
উদ্ভাবন, তার লেখনী এত শক্তিশালী এবং তীর বর্ণনায় এতটা জোশ্‌ কেন সৃষ্টি 
হয়, সক্রিয় বুদ্ধি গ্রীক দার্শনিকদের নিকট, বস্তুত যা বিশ্বজাহানের ব্যবস্থাপক ও 
সৃষ্টিজগতের মধ্যে কার্যকর, বংশ-তালিকা পেশ করা হচ্ছে যা এ সমস্ত দার্শনিক 
ধারণা ও অনুমান করেছেন এবং যেসবের উপর তারা গোটা সৃষ্টি ও অনুজ্ঞা 
জগতের ভিত্তি স্থাপন করেছেন, তার এক একটি শব্দের উপর অনুকূল ও প্রতিকূল 
যুক্তি-প্রমাণের বিরাট ফিরিস্তি পেশ করেছেন। কিন্তু এখানে সেসবের ভেতর 
থেকে কেবল তালিকা-সুচি পেশ করাকেই যথেষ্ট হবে বলে মনে করছি। 
১. খাজা ইবরাহীম কুবাদয়ানীর নামে পত্র; 


/ 


হযরত মুজাদ্দিদ -এর সংক্কার:ও পুণর্জাগরণমূলক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু. ১৫৫ 
“আদি কারণ বা আদি সত্তা (স্বয়ন) যেহেতু সার্বিক বিষয়ে একজন এবং 
এটাও স্বীকৃত যে, এক থেকেই একের বহিঃপ্রকাশ বা নির্গমন ঘটতে পারে 
(একাধিক বা যৌগিক নয়)। অপর দিকে বিশ্বজগত বিভিন্ন বস্তুর সংমিশ্রণে 
গঠিত। সুতরাং আদি সত্তা বা কারণ থেকে এর নির্গমন বা অস্তিত্ব লাভ ঘটতে 
পারে না বরং তার অস্তিত্ব বা সত্তা থেকে তার সম্মতি, ইচ্ছা বা অবগতি 
ব্যতিরেকে প্রথম আক্ল, দার্শনিক মতে ফেরেশতা বা প্রধান ফেরেশতা 
জিবরীলের অভ্যুদয় এমনভাবে হল যেভাবে প্রদীপ হতে আলোর বিচ্ছুরণ (প্রকাশ) 
ঘটে এবং যেরূপ মানুষের ছায়া তোর ইচ্ছা ও অবগতি ব্যতীতই) অস্তিত্ব লাভ 
করে থাকে। প্রথম আক্ল (The universal 5017) এমন একটি সত্তা যা 
স্বীয় সততায় সত্তাবান । সে নিজে দেহ (জড়) নয় এবং অন্য কোন দেহও তার পাত্র 
(অবস্থান ক্ষেত্র) নয়। সে নিজ সত্তা সম্বন্ধে অবহিত এবং নিজের “সৃচনাক্ষে্র' 
(অস্তিত্‌ সুত্র) সম্পর্কেও অবহিত । এখন তাকে ফেরেশতা নামে অথবা প্রথম 
আকল নামে কিংবা অন্য কোন নামে অভিহিত করা যায়। এর অস্তিত্ব দ্বারা 
তিনটি বিষয় অনিবার্য হয়ে পড়ে £ (১) দ্বিতীয় আকল, (২) আকল-সমূহের 
উৰ্ধ্বতম আকল (ফোলাকুল আফ্লাক) (অথবা নবম আকল অথবা আরশে 
আজীম)-এর সত্ত্বা ও তার জড়দেহ। অতঃপর দ্বিতীয় আকল হতে অস্তিত্ব লাভ 
করেছে তৃতীয় আকল তথা নেক্ষত্রলোক) নক্ষত্র আকাশের সত্ত্বা ও তার জড় 
দেহ। অতঃপর তৃতীয় আকল হতে অস্তিত্ব লাভ করেছে চতুর্থ আকল তথা শনি 
আকলের শৈনিলোক) (শনি -সৌরজগত) সত্তা ও তার জড় দেহ। অতঃপর চতুর্থ 

আকুল হতে অস্িত্ব লাভ করেছে পঞ্চম আকল তথা বৃহস্পতি আকলের 
(বৃহস্পতিলোক) সত্ত্বা ও তার জড়দেহ। অতঃপর পঞ্চম আকল হতে অস্তিত্ব লাভ 
করেছে ষষ্ঠ আকল তথা মংগল আকলের (মংগল লোক) সত্বা ও তার জড়ুদেহ। 
অতঃপর ষষ্ঠ আকল হতে অস্তিতু লাভ করে সপ্তম আকল তথা রবি-আকলের 
বেবিলোক) সত্ত্ব ও তার জড়দেহ। অতঃপর সপ্তম আকল হতে অস্তিত্ব লাভ করে 
অষ্টম আকল তথা শুক্র আকলের শেক্রলোকের) সত্বা ও তার জড়দেহ। অতঃপর 
অষ্টম আকল হতে অস্তিত্ব লাভ করে নবম আকল তথা বুধ আকলের (রুধলোক) 
সত্ত্বা ও তার জড় দেহ। অতঃপর নবম আকল হতে অস্তিত্ব লাভ করে দশম 
আকল তথা শনি চেন্দ্) আকাশের (চন্দ্রলোকের) সত্ত্বা ও তার জড়দেহ। এটিই 
সর্বশেষ আকল এবং এই আকলকেই ফা'আল বা ক্রিয়াশীল কের্মতৎপর, 
কর্মচঞ্চল = ১০ active 90100 বলা হয় । এতে চন্দ্রলোকে কোন স্থিত দ্বারা 
'অভ্যন্তর পূর্ণ’ হওয়া অনিবার্য হল। এটি মূলত একটি জড় পদার্থ বিশেষ যা 


১৫৬ হযরত মুজাদ্দিদ আলফেছানী (র) 

কর্মতৎপর আকল ও শুন্যলোক নিরীক্ষ)-সমূহের স্বভাবজীত ক্রিয়ার ফলে 
“অস্তিত্ব ও বিনাশ'-কে গ্রহণ করে। এ ছাড়া গ্রহ-নক্ষত্রসমূহের আবর্তন প্রক্রিয়ার 
কারণও জড় পদার্থসমূহে বহুবিধ সংমিশ্রণ সৃষ্টি হয়, ফলে জন্ম লাভ করে খনিজ, 
উদ্ভিদ ও প্রাণীজ ব্তুসমূহ। মোটকথা, এ হচ্ছে (তথাকথিত দার্শনিকদের উর্বর 
মস্তিষপ্রসূত) দশ আকল (জড়দেহ মুক্ত- 82110) এবং নয় আকল (নিরীক্ষ বা 
‘লোক’) ৷” 

এ সব মূলত গ্রীক পণ্ডিতদের উর্বর মস্তিষ্কের উদ্ভট আবিষ্কার ।.... মূলত এ 
সব (আজগুবি কাহিনী) হচ্ছে গ্রীক প্রতীমা-বিদ্যা, যা তারা ‘দর্শন’ ও এঁশী 
বিজ্ঞান নামে অভিহিত করেছে এবং মানুষ তা নিয়ে সতর্কতা ও সচেতনতার 
সংগে চিন্তা-ভাবনা ও গবেষণা আরম্ভ করে দিয়েছে। অথচ এ সব হচ্ছে কাল্পনিক 
ও রূপকথা (যেমন বর্তমানে বৈজ্ঞানিক রূপকথা লেখা হয়)। এ প্রসংগে 
স্বতঃক্ফূর্তরূপে পবিত্র কুরআনের বাণী মনে পড়ে যায় 8:31 ০০৯১! [5 

“আমি তো আসমান ও যমীন সৃষ্টি-প্রক্রিয়ায় এমন কি তাদের নিজেদের 
সৃজনপ্রক্রিয়ায়ও তাদের (স্বঘোষিত বুদ্ধিজীবীদের) সাক্ষী বানাইনি এবং ভ্রষ্টতা 
সৃষ্টিকারীদের তো আমি হাত-পা (সহায়ক)-রূপে গ্রহণ করি না (সূরা কাহফ, 
£১)। 


ইমাম গাযালী রে) (উল্লিখিত' বিবরণ উদ্ধৃত করার পর) যথার্থই মন্তব্য 
করেছেন যে, “এ সব নিছক দাবী ও আপনি মোড়ল জাতীয় সিদ্ধান্ত (যুক্তি- 
প্রমাণবিহীন উদ্ভট দাবী); বরং এ হচ্ছে ‘আঁধারে আচ্ছাদিত (আঁধারের তলায়) 
আঁধার’ (545 5,৯ ৬1০৮) মাত্র । কেননা, কেউ যদি এটাকে তার দেখা স্বপ্নের 
বৃত্তান্ত বলে দাবী করে তবুও তা হবে তার অসুস্থতা ও স্বভাব বিকৃতির প্রমাণ” 
(তাহাফতুল ফালাসিফা, পৃ. ৩০)। 

অন্যত্র তিনি লিখেছেন, “আমার প্রচণ্ড বিস্ময় জাগে যে, কোন উন্মাদ ব্যক্তিও 
কি করে নিজের এ মনগড়া বয়ানে তৃপ্ত হতে পারে? অথচ তারা 'বুদ্ধিজীবী' ও 
বিশ্লেষণে দক্ষতাবান” প্রোগুক্ত, পৃ. ৩৩)। 

দার্শনিক প্রবরগণ আল্লাহ পাকের জন্য সমগ্র ও পরিপুর্ণভার গুণাবলী এবং 
সমগ্র সৃষ্টি জগতের সৃষ্টি করা অস্বীকার করে তাকে সম্পূর্ণ “অথর্ব” (কর্মহীন) ও 
"ইচ্ছাশক্তি বর্জিত” সাব্যস্ত করেছে এবং তাদের তথাকথিত দাবী মতে, এসব 
করেছে অনাদি একক সত্তা (ওয়াজিবুল ওয়াজুদ)-এর মাহাত্ম্য ও নিফলুষতা 
বিধানের স্বার্থে। এ প্রসংগে ইমাম গাযালীর লেখনী স্বতঃস্কর্ত আবেগে 
লিখেছেন__ 


হযরত মুজাদ্দিদ -এর সংস্কার ও পুণর্জীগরণমূলক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু ১৫৭ 

“যারা আল্লাহ তা'আলার জন্য উল্লিখিত কের্মবিহীন ও ইচ্ছাহীন সত্তা) 
হওয়ার মর্যাদা প্রদানে তুষ্ট তারা তো তাকে সেসব সত্তা হতেও তুচ্ছ সাব্যস্ত করল 
যার অন্তত নিজের অস্তিত্বের অনুভূতি রয়েছে। কেননা, যে নিজের ও অপরের 
অস্তিত্রে অনুভব করার ক্ষমতা রাখে সে মর্যাদায় এ সত্তার চেয়ে উন্নত হবে যার 
নিজের অস্তিত্বের অনুভূতি নেই। আল্লাহকে মহিমান্বিত করার এ উদ্ভট গবেষণা 
তাদের এ পর্যায়ে উপনীত করেছে যে, শ্রেষ্ঠত্ব ও মাহাত্ম্যের সকল প্রচলিত ও 
সহজবোধ্য মর্ম ও ব্যাখ্যাকে তারা বাতিল করে দিয়ে তাকে এমন এক “নিজীর্ব' 
বস্তুতে পরিণত করেছে দুনিয়ার (বিশ্বজগতের) কোথায় কি হচ্ছে সে সবের 
কিছুই যার জানা নেই। পার্থক্য শুধু এতটুকু যে, (মৃত ও নির্জীব তো নিজের 
খবরও রাখে না,) এ সত্ত্বা অন্তত নিজের খবর রাখে! 

মুলত খারা আল্লাহর পথ হতে সরে যায় এবং হিদায়তের পথ থেকে বিচ্যুত 
হয়ে পাশ কাটিয়ে যায় আল্লাহ তাদেরকে অনুরূপ শাস্তিই দিয়ে থাকেন। যারা 
আল্লাহর এ বাণী £ 454-4! * আমি তো তাদের আসমান-যমীন সৃষ্টির সাক্ষী 
বানাইনি .... কে অস্বীকার করে, আল্লাহ সম্পর্কে যাদের ধারণা মন্দ, যারা মনে 
করে যে, বিশ্ব সৃজন ও প্রতিপালন (তথা আল্লাহর কাজ) -এর বাস্তবতা ও 
গর্বিত, যারা এ ধারণা পোষণ করে যে, মানুষের যেহেতু জ্ঞান-বুদ্ধি রয়েছে 
সুতরাং নবীগণ ও তাদের বিশিষ্ট অনুসারীদের অনুসরণ করা আবশ্যকীয় নয়। এ 
সবের অনিবার্য পরিণতিই হচ্ছে এই যে, তারা তাদের বুদ্ধিবৃত্তিক গবেষণা ও 
উদ্ভাবন সম্পর্কে এ স্বীকারোক্তি করতে বাধ্য হল যে, কেউ তা তার দেখা 
স্বপ্নরূপে বর্ণনা করলেও তা কাল্পনিক ও বিন্ময়কররূপ বিবেচিত হবে” (প্রাগুক্ত 
৩১)। 

এসব দেখার পরে (অর্থাৎ পৃথিবীর স্বঘোষিত বুদ্ধিমান, পণ্ডিত ও 
বুদ্ধিজীবীদের জ্ঞানের এ দুরবস্থা প্রত্যক্ষ করার পর) রিসালাত নেস্মতটির গুরুত্ব 
ও মূল্য উপলন্ধিতে আসে । ইরশাদ হয়েছে ৪ 

SAG ০৫০০ হজ tht এও of Tf sigh & 

‘আমাদের কোন ক্ষমতা ও যোগ্যতা ছিল না হিদায়াত লাভের, যদি না 
আল্লাহ আমাদের পথ দেখাতেন; নিশ্চিতই আমাদের প্রতিপালকের রাসূলগণ 
সত্য সহকারে (সত্য নিয়ে) এসেছেন।” অন্যথায় বুদ্ধি দিয়ে সত্যে উপনীত হওয়া 
আমাদের জন্য সম্ভব ছিল না। বস্তুত এ হচ্ছে 'বুদ্ধি'-র অসহায়ত্ব এবং এশী ও 
অতিজাগতিক জ্ঞান-বিজ্ঞানের ক্ষেত্রে তেথাকথিত) জ্ঞানধর, বুদ্ধিমান ও 


১৫৮ হযরত মুজাদ্দিদ আলফেছানী (র) 


পণ্ডিতদের (যাদের জ্ঞান ও প্রজ্ঞা গণিত ও বাস্তব কর্ম সংক্রান্ত জ্ঞান-বিজ্ঞান যথা 
প্রকৌশল, রসায়ন ইত্যাদি ক্ষেত্রে সফল হলেও) চরম ব্যর্থতার শিক্ষণীয় নমুনা। 
কেননা, তারা আল্লাহ তাআলার জন্য এমন সব বিষয় কিরূপে আরোপিত করল 
বেগুলো তাদের নিজেদের, এমনকি নিকৃষ্টতম সৃষ্টির জন্য আরোপ করতেও তারা 
সম্মত হবে না। কিরূপে তারা আল্লাহকে “অথর্ব, ইচ্ছাশক্তিবিহীন (নির্নে্ট জড়) 
ও অবহিতিশুম্য সাব্যস্ত করল এবং এসব (অযোগ্যতা)-কেই তীর মর্যাদা ও 
মাহাত্ম্যের দাবিদার সাব্যস্ত করল? এ.) ০৬ পবিত্রতা ও নিষ্কুলষতা তোমার 
পালনকর্তার, যিনি ইজ্জতের মালিক, সে সব (অধোগ্যতা) হতে যা তারা 
আরোপ করে। শান্তি ও নিরাপত্তা রাসূলগণের জন্য (নিবেদিত) ৷ সমস্ত প্রশংসা 
রাব্বুল আলামীন তথা জগতসমূহের শ্রষ্টা-পালনকর্তা আল্লাহর জন্য। 

এখন হযরত মুজাদ্দিদ রে)-এর নিম্নোক্ত বাণীসমূহ মনযোগ সহকারে পাঠ 
করুন। এগুলি তীর পত্রাবলীর বিভিন্ন স্থান হতে চয়ন করা হয়েছে ৪ 

“বুদ্ধিই যদি আল্লাহর পরিচয় লাভের জন্য যথেষ্ট হত তবে গ্রীক দার্শনিকরা, 
যারা বুদ্ধিকে নিজেদের পুরোধা সাব্যস্ত করেছিল, তারা ভ্রান্তির প্রান্তরে দিশেহারা 
হয়ে ঘুরে বেড়াত না এবং অন্যদের তুলনায় তারাই আল্লাহর পরিচয়, অধিক 
পরিমাণে লাভ করত । অথচ আল্লাহ তা'আলার সত্তা ও গুণাবলীর ব্যাপারে এরাই 
সর্বাধিক অজ্ঞ। কেননা, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলাকে অথর্ব ও নিক্র্ 
সাব্যস্ত করেছে এবং তারা ভাকে একটি বিষয় তোদের কল্পিত ও কথিত 
কর্মতৎপর আকল) ব্যতীত অন্য কিছুর স্রষ্টা স্বীকার করে না। তদুপরি তোদের 
ধারণা মতে) এই একটি সৃষ্টিও তার দ্বারা ইচ্ছাবিহীন ও বাধ্যগত রূপে অস্তিত্ব 
লাভ করেছে, 'কর্মতৎপর আকল’ বিষয়টিও তাঁদের নিজেদের মনগড়া আবিষ্কার । 
বিশ্বজগতের ঘটনাবলীকে আসমান ও যমীনের শ্রষ্টার সংগে সম্পর্কিত না করে 
তারা এগুলোকে সে কল্পিত আকুলের সংগে সম্বন্বযুক্ত করে। আর বিশ্বে চলমান 
ক্রিয়াসমূহকে প্রকৃত ক্রিয়াশীল সাব্যস্ত করে| তারা এরূপ করতে বাধ্য । কেননা 
তাদের দৃষ্টিতে কর্ম ও ঘটনা (সা'লুল) আর নিকটতম (প্রত্যক্ষ) কারক 
(ইল্লাত)-এর ক্রিয়া ও পরিণতি । কর্ম ও ঘটনা সংঘটিত হওয়ার ক্ষেত্রে দূরবর্তী 
(পরোক্ষ) কারকের কোন প্রভাব ও কার্যকারিতা তারা স্বীকার করে না। এটাও 
তাদের একটি মূর্খতা যে, আল্লাহর সংগে এ সব ক্রিয়া-কর্মের সম্বন্ধ না থাকাকে 
তারা আল্লাহর জন্য পূর্ণতার গুণ বিবেচনা করে এবং তীকে অথর্ব ও নি্র্ম 
সাব্যস্ত করাকেই তার মর্যাদা মনে করে। অথচ (এমন 'ুঁটো জগন্নাথ’ ও 
“মিলাদ-যিয়ারতে'র রাষ্ট্রপতি হওয়া যে কোন পূর্ণাংগতা নয়, তা এ সব জ্ঞানধররা 


হযরত মুজাদ্দিদ -এর সংস্কার ও পুণর্জাগরণমূলক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু ১৫৯ 
ছাড়া সাধারণ জ্ঞানী মাত্রই বুঝতে পারে ।) আল্লাহ তা'আলা নিজেই নিজেকে 
আকাশ ও পৃথিবীর (তথা সমুদয় বিশ্বের) সৃষ্টা ঘোষণা- ২১২11 3০% ০১ পূর্ব- 
পশ্চিম তথা প্রাচ্য-প্রতীচ্যের মালিক করে নিজের প্রশংসা করেছেন । এ নির্বোধের 
হাড়িদের ধারণায় ‘আল্লাহ’ থাকার কোন প্রয়োজন নেই এবং তার কাছে আকুতি- 
মিনতি বা প্রার্থনা করারও কোন দরকার নেই৷ (তা হলে আমার প্রশ্ন) প্রয়োজন, 
ঠেকাঠেকি, বিপদাপদ ও সমস্যাগ্রস্ততার ক্ষেত্রে তারা যেন তাদের সে 'কর্মতৎপর 
আকল'-এর দ্বারে ধর্ণা দেয় এবং নিজেদের প্রয়োজনগুলো মেটাবার জন্য সে 
আকলের কাছেই প্রার্থনা করে। কেননা, তাদের ধারণায় প্রকৃত ক্ষমতা রয়েছে সে 
আকলের অধিকারে; বরং তাদের ধারণা মতে সে কর্মতৎ্পর আকলও তার 
কাজ-কর্মে বাধ্য ও ইচ্ছাশক্তি রহিত। সুতরাং তার কাছে নিজেদের প্রয়োজন 
পূরণের প্রার্থনাও অযৌক্তিক ব্যাপার । 

“মূল বিষয় হচ্ছে তেমনই যা কুরআন করীমে বিঘোষিত হয়েছে যে, । 
(61155 3০:১৪. - কাফিরদের কোন ‘মাওলা’ বা কর্মবিধায়ক নেই। এ 
বুদ্ধিমানদেরও কোন অভিভাবক ও কর্মসাধক নেই। আল্লাহ নেই এবং কর্মতৎপর 
আকলও নেই । পুনশ্চঃ কথিত আক্লটি আসলে কি বস্তু যে নাকি সব কিছুর 
ব্যবস্থাপনা করে এবং ঘটনাবলীর সৃষ্টি ও বহিঃপ্রকাশে যার সংগে সম্পর্কিত করা 
হয়? তার মূল অস্তিত্ব ও তা সাব্যস্ত হওয়ার ব্যাপারেই তো রয়েছে শত শত 
(হাজার হাজার) প্রশ্ন ও বক্তব্য ৷ কেননা, তার অস্তিত্ব শুধু দর্শনের এমন কতগুলি 
মনগড়া প্রাক-প্রমাণ উক্তির উপর নির্ভরশীল, যেগুলো ইসলামের প্রামাণ্য মূল- 
নীতিমালার বিচারে অপূর্ণাংগ ও অকেজো । সব কিছুকে স্বকীয় ক্ষমতাবান সত্তা 
আল্লাহ জাল্লা শানুহুর প্রতি সম্পর্কিত না করে একটি কাল্পনিক ও অবাস্তব বিষয়ের 
প্রতি সম্পর্কিত করা কোন আহম্মকেরই কর্ম হতে পারে ৷ বরং বস্তু-নিচয়ও 
তাদের সৃষ্টিকে দর্শনের মনগড়া তৈরী কোন অবাস্তব বিষয়ের সংগে সম্পর্কিত 
করাকে হাজার লঙ্জা ও কলংকের ব্যাপার মনে ফ্রবে; বরং এ সব কিছু তাদের 
অস্তিত্বের সম্বন্ধ এক শক্তিমান মহান সষ্টার সংগে হওয়ার সৌভাগ্য থেকে বঞ্চিত 
হয়ে কোন অবাস্তব কাল্পনিক বিষয়ের সংগে সম্বন্ধযুক্ত হওয়ার তুলনায় নিজেদের 
অস্তিত্বিহীন হওয়াতে সম্মত ও আনন্দিত হবে এবং (এরূপ অপমানিতরূপে) 
অস্তিত্ব লাভের কোন কামালাত তাদের মধ্যে পাওয়া যাবে না। (পবিত্র কুরআনের 
ভাষায়) ১... 4৮ ০:৩৫--অতি জঘন্য সে উক্তি যা তাদের মুখ গহবর হতে 
নিঃসৃত হয়, তারা যা বলে তা শুধু মিথ্যাই। ‘দারুল হরব’ (আল্লাহদ্রোহী কাফির 
রাজ্য) -এর কাফিররাও তাদের মূর্তি পূজা সত্তেও এ দার্শনিকদের চেয়ে শ্রেয়। 


১৬০ হযরত মুজাদ্দিদ আলফেছানী রি) 
কেননা, সংকট কালে তারা আল্লাহ সুবহানাহু-র. কাছেই প্রার্থনা করে এবং 
মুর্তিগুলিকে তীর দরবারে সুপারিশের মাধ্যম মনে করে। 

“আরও বিস্ময়ের ব্যাপার এই যে; কিছু লোক এ আহম্মক (গ্রীক দার্শনিক)- 
দের ‘হুকামা’. (বুদ্ধিজীবী) নামে অভিহিত করে থাকে এবং হিকমত ও প্রজ্ঞার 
প্রতি তাদের সম্বন্ধ স্থাপন করে এদের দোর্শনিকদের) অধিকাংশ বিষয়, বিশেষত 
ইলাহিয়্যাত আল্লাহ সম্পর্কিত জ্ঞান - যা সর্বাধিক গুরুত্বপূর্ণ উদ্দেশ্য) সংক্রান্ত 
তাদের ভাষ্য ভ্রান্ত এবং কুরআন-সুন্নাহ পরিপন্থী । তাদের পুঁজি হচ্ছে অকাট্য 
মূর্খতা এবং যারা নিজেদের মূর্খ হওয়ার জ্ঞানের ব্যানারে মূর্খ--তাদের 'বুদ্ধিজীবী' 
ও পণ্ডিত নামে অভিহিত করা হল কোন মানদণ্ডে? তবে হা, উপহাস ও কৌতুক- 
রূপে হলে হতে পারে কিংবা এরূপ হতে পারে যে জন্যে কোন অন্ধকে চক্ষুন্মান 
(ও কোন বধিরকে শ্রুতিধর) বলা হয়” (মাকতৃব, ৩/২৩, খাজা ইবরাহীম 
কুবাদয়ানীর নামে)। 

“সাদী, পরিচ্ছন্ন পথ-পরিক্রমা মুস্তাফা (স)-এর অনুসরণ ও অনুকরণ 
ব্যতীত অসম্ভব” । 
জ্ঞান বা বুদ্ধিবৃত্তি দীনী হাকীকত অনুধাবনের বেলায় যথেষ্ট নয় 

“ আল্লাহ্র শোকুর যিনি আমাদেরকে তীর দিকে হেদায়েত বা পথ-প্রদর্শন 
করেছেন। আল্লাহ্‌ স্বয়ং যদি আমাদেরকে পথ-প্রদর্শন (হেদায়েত) না করতেন 
তবে আমরা হেদায়েত পেতাম না। নিশ্চিতই আমাদের প্রভু-প্রতিপালকের পক্ষ 
থেকে প্রেরিত পয়গন্বর সত্যসহ আর্বিভূত হয়েছেন” । আহ্িয়া' আলায়হিমু'স- 
সালামকে প্রেরণের মাধ্যমে তিনি আমাদের উপর যে দয়া ও করুণা প্রদর্শন 
করেছেন কোন্‌ ভাষায় আমরা তীর শুকরিয়া আদায় করব এবং কোন্‌ দিল দিয়ে 
সেই করুণা-সিন্ধুর অন্তহীন দয়া ও বদান্যতার উপর বিশ্বাস পোষণ করব। আর 
সেই অঙ্গ-প্রত্যঙ্গই-বা কোথায় যে, নেক আমলের মাধ্যমে সেই মহা নেয়ামতের 
প্রতিদান দেব । যদি এ সব হযরতের পবিত্র অস্তিত্ব না থাকত তাহলে আমাদের 
মত স্বল্প বুদ্ধিসম্পন্ন অর্বাচীনদেরকে আসমান যমীনের শ্রষ্টা ও তীর 
ওয়াহদানিয়াতের দিকে কে আমাদেরকে পথ প্রদর্শন করত? গ্রীসের প্রাচীন 
আমলের দার্শনিকগণ তাদের মেধা সত্তেও আসমান-যমীনের শ্রষ্টার অস্তিত্বের 
দিকে (অগ্রসর হবার) রাস্তা খুজেঁ পায়নি এবং সৃষ্টি জগতের অস্তিত্বকে তারা 
“কাল” €১১১)-এর সঙ্গে সম্পর্কিত করেছে। এরপর যখন দিনকে দিন আম্বিয়া 
“আলায়হিমু'স-সালাতু ওয়া'স-সালাম-এর দাওয়াত উজ্জ্বল থেকে উজ্জ্বলতর 
হতে চলেছে তখন পরবর্তী কালের (তথা শেষ যুগের) দার্শনিকগণ এ সব 


হযরত মুজাদ্দিদ -এর সংস্কার ও পুণর্জাগরণমুলক কর্মকার কেন্দ্রবিন্দু ১৬১ 


আলোর বরকতে প্রাচীন যুগের দার্শনিকদের মত ও পথ প্রত্যাখ্যান করেন এবং 
পরম স্রষ্টার অস্তিত্ব মেনে নেন ও তার একতৃবাদের স্বীকৃতি দেন। অতএব 
আমাদের বুদ্ধি নবৃওতের উজ্জ্বল আলোকমালার সাহায্য ব্যতিরেকে এ কাজে 
অসহায় ও অক্ষম এবং আমাদের উপলব্ধি আধ্িয়া “আলায়হিমু'স-সালাতু ওয়া*স- 
সালাম-এর অস্তিত্বের মাধ্যম ছাড়া এ ব্যাপারে বহু দূর অবস্থান করছে।”১ 
নবৃওতের রীতি-পদ্ধতি বুদ্ধি ও চিন্তা-ভাবনার রীতি-পদ্ধতির উর্ধে 
নবুওতের প্থা-পদ্ধতি বুদ্ধি ও চিন্তা-ভাবনা রীতি-পদ্ধতির থেকে উর্ধ্বে । যে 
সব বিষয় অনুধাবন করতে বুদ্ধি অক্ষম নবূওতের পথ ও পন্থায় সে সবের প্রমাণ 
মিলে। বুদ্ধি যথেষ্ট বিবেচিত হলে আঘিয়া আলায়হিম়ু'স-সালাম প্রেরিত হতেন 
কেন? (তৌদের সকলের উপর আল্লাহর রহমত ও শাস্তি বর্ষিত হোক) আর 
পরকালের আযাবকেই বা কেন নবী প্রেরণের সঙ্গে সম্পর্কিত করা হত? আল্লাহ্‌ 
তা'আলা বলেন 8 | g 
১৮০৬০৫৪১০১০ BK Cy 
“আমি ততক্ষণ পর্যন্ত আযাব পাঠাই না যতক্ষণ পৰ্যন্ত না কোন নবী 
পাঠাই” (আল-কুরআন) । বুদ্ধি যদিও দলীল কিন্তু তা পূর্ণ ও অকাট্য দলীল নয়। 
পূর্ণ ও অকাট্য দলীল তো আম্বিয়া আলায়হিমু'স-সালাম আবির্ভাবের দ্বারা 
প্রমাণিত হয়েছে এবং তা মান্য করতে ও.পালন করতে বাধ্য এমন সব লোকের 
ওযর-আপত্তির সুযোগ বন্ধ করে দিয়েছে। আল্লাহ তা'আলা বলেন £ j 


০0920 SEG ILLS al ce palit ২ 0 ১৮০১০১ 
“রসূল যিনি সুসংবাদদানকারী ও ভীতি প্রদর্শনকারী যাতে লোকদের জন্য 
আল্লাহ্‌র উপর কোন দলীল না থাকে নবীদের প্রেরণের পর, আর আল্লাহ্‌ তো 
প্রবল পরাক্রমশালী: ও বিজ্ঞ"। যখন কোন কোন মসলার ব্যাপারে বুদ্ধির 
অনুধাবন ও উপলব্ধির ক্রুটি-বিচ্যুতি প্রমাণ হয়ে গেল, তখন শরীয়তের সমস্ত 

. বিধি-বিধানকে বুদ্ধির নিক্তিতে মাপা বুদ্ধিমানের কাজ হবে না। এঁ সব মসলা-: 
- মীসায়েল ও বিধি-বিধানকে বুদ্ধির ছাচে ঢেলে সাজানোর চেষ্টা ও এর পাবন্দী: 
বুদ্ধি যথেষ্ট হবার পক্ষে সিদ্ধান্ত প্রদানের সমার্থক এবং নবৃওতের পথ ও পদ্থাকে 

অস্বীকৃতির শামিল। আল্লাহ্‌ আমাদেরকে এর হাত থেকে পানাহ দিন। 


১. পত্র নং ২৫৯, খাজা মুহাম্মদ সাঈদের নামে । 
-১১ 


১৬২ হযরত মুজাদ্দিদ আলফেছানী রে) 


বুদ্ধি নির্ভেজাল ও অবিমিশ্র হওয়া সম্ভব নয় এবং তা এঁশী সত্য অনুধাবনের 
জন্য (চাই কি তার নব্য-প্লেটোবাদী ও আত্মশুদ্ধির সহায়তা লাভ ঘটুক) 
- উপকারী নয় 

বিস্ময়কর ব্যাপার এই যে, (যার এশী সাহায্য-সমর্থন ও উচ্চস্তরের নির্ভুল 
চিন্তা-চেতনা ব্যতিরেকে আর কোন 'ভিননতর ব্যাখ্যা সম্ভব নয়) এই হি. দশম 
শতাব্দী (খৃষ্টীয় ষোড়শ শতাব্দী) তে যখন সমগ পৃথিবীর উপর বিশেষ করে 
ইরান ও ভারতবর্ষের উপর যুক্তিবাদ ও দর্শনের সেই শিক্ষার প্রভাবে যা গ্রীক 
দর্শনের উপর নির্ভরশীল ছিল এবং যা প্লেটো ও এ্যারিস্টোটলকে অন্রান্ত ও সকল 
প্রকার নিদোষিতার সাটিফিকেট পর্যন্ত প্রদান করেছিল, মস্তিষ্কের উপর বুদ্ধিবৃত্তির 
এমন প্রভাব জেঁকে বসেছিল যে, বুদ্ধিবৃত্তির ভূমিকা থেকে যৌক্তিক পন্থার উপর 
কোন ফলাফলকে প্রমাণ করে দেবার উপর এবং খ্রীক দার্শনিকগণ যে সব বস্তুকে 
অকাট্য ও নির্ভুল বলেছেন তাদের নাম্‌ নিয়ে নেবার পর ভাষা মুক এবং দৃষ্টি 
ঘোলা ও. ফ্যাকাশে হয়ে যেত বরং যুক্তিবাদ ও দর্শনের পূজারী এ সব ধর্তব্য 
সত্যের সামনে সিজদাবনত হয়ে যেত। 

মুজাদ্দিদ সাহেব রে) (আমাদের জানামতে কমপক্ষে উলামায়ে ইসলামের 
মধ্যে) প্রথমবার এই আওয়াজ সমুচ্চকন্ঠে ঘোষণা করেন যে, বৃদ্ধিবৃত্তির পক্ষে 
নির্ভেজাল ও অবিমিশ্র হওয়া শারীরিক উপাদানের সম্পর্ক ও পরিবেশের মধ্যে 
ছড়ানো-ছিটানো জল্পনা-কল্পনা, আকীদা-বিশ্বাস ও স্বীকৃত বিষয়সমূহ, অধিকন্ত 
অন্তর্নিহিত প্রবণতা ও দৃঢ় আখলাক-চরিত্র ও কামনা-বাসনা থেকে মুক্ত হওয়া 
প্রায় অসম্ভব এমনকি এর (তথাকথিত নির্ভেজাল বুদ্ধিবৃত্তির) যদি অন্তর আলোক 
ও আত্মশুদ্ধির সাহচর্য ও সাহায্য-সহযোগিতা লাভও ঘটে তখনও ভেতর-বাইরের 
প্রভাব, তা'লীম ও তরবিয়ত তথা শিক্ষণ ও প্রশিক্ষণ এবং সমাজ ও পরিবেশের 
ভেতর যে সব বস্তু স্বীকৃত সত্যের মর্যাদা লাভ করেছে সে সবের প্রভাব থেকে 
মুক্ত হয়ে চিন্তা ও অনুভূতির অটল উত্তরাধিকারিতে উপনীত হওয়া এবং দ্বিধাহীন 
সিদ্ধান্ত পেশ করা +5০) ( 5.3 অর্থাৎ যা কদাচিৎ পাওয়া যায় তা না থাকারই 
নামান্তর-এর শামিল যার উপর আদৌ আস্থা রাখা চলে না। মুজাদ্দিদ সাহেব 
(র)-এর এই গবেষণাপ্রসূত সিদ্ধান্ত এবং তার লিখিত পত্রসমূহে বার বার এ 
বিষয়ে জোর প্রদান সেই যুগ ও পরিবেশের দৃষ্টিকোণ থেকেই নয় বরং জ্ঞানগত 
"ও চিন্তার জগতেও একটি নতুন আবিষ্কার এবং এ এমন এক বিপ্রবাত্মক ও 
সাহসী -ঘোধণা যার মূল্য,*মর্যাদা ও গুরুত্বের পরিমাপ সঠিকভাবে এখন পর্যন্ত" 
করা. হয়নি। অথচ একে আলোচনা, 20525909584 
বিষয়বন্ত বানাবার হকদার ছিল।. 


হযরত মুজাদ্দিদ -এর সংস্কার ও পুণর্জাগরণমূলক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু. ১৬৩ 

এ এক বিস্ময়কর সাদৃশ্য যে, মুজাদ্দিদ সাহেব (র)-এর প্রায় দু'শো বছর পর 
জামনীর বিখ্যাত দার্শনিক ইম্মানুয়েল কান্ট (mmanuel Kant, 1724- 
1804) বুদ্ধির নির্ভেজাল ও বিমূর্ত হওয়া এবং এর পরিবেশ, উত্তরাধিকারিত্ব, 
অভ্যাসসমূহ: ও আকীদা-বিশ্বাস থেকে মুক্ত ও স্বাধীন হয়ে অবাধ সিদ্ধান্ত প্রদানের 
যোগ্যতার উপর তাত্বিক ও গবেষণামূলক আলোচনার সূত্রপাত ঘটান তিনি 
সাহসিকতার সঙ্গে ও খোলাখুলিভাবে বুদ্ধির সীমারেখা নির্ধারণ করেন এবং 
১৭৮১ খৃষ্টাব্দে তার বিখ্যাত গ্রন্থ Critique ০f pure reason প্রকাশ করেন। 
এই গ্রন্থটি বিশ্বের চিন্তাশীল ও দার্শনিক মহলে বিরাট আলোড়ন সৃষ্টি করে এবং 
ডঃ স্যার মুহাম্মদ ইকবালের ভাষায় “প্রগতিশীল ও মুক্ত বুদ্ধির অধিকারীদের 
কৃতিতবকে ধুলোয় মিশিয়ে দেয়।”১ পশ্চিমা বিশ্বে ভার এই মহান কৃতিত্বকে 
জীকজমকপূর্ণ উপায়ে অভিনন্দিত করা হয়। অনেকে তো এতদূর পর্যন্ত বলেছেন 
যে, “তিনি (কান্ট) ছিলেন জার্মান জাতির জন্য আল্লাহ্‌র এক সর্বশ্রেষ্ঠ অবদান।” 
The History of Modern Philosophy (আধুনিক দর্শনের ইতিহাস)- 
এর লেখক Dr. Harold Hoffding এই পুস্তকের উপর পর্যালোচনা পেশ 
করতে গিয়ে বলেন যে, এই পুস্তকটি দর্শনের উপর লিখিত ডঃ কান্টের এক - 
অমর ও অবিস্মরণীয় কীর্তি (An immortal master-piece of Philoso- 
. 019) যা মানুষের চিন্তাজগতের দীর্ঘ পথ-পরিক্রমায় মাইলস্টোনের ভূমিকা 
পালন করেছে (a work which stands as a milestone i in the long 
wandrings of human thought) | 

কান্টের মতে, চিন্তা কাজ শুরু করে যুক্তি-তর্কের তোয়াক্কা না রেখে বদ্ধমূল 
ধারণার ভিত্তিতে অর্থাৎ সে অনিচ্ছা সহকারে অধিকাংশ সময় সাদা-সিধাভাবে 
আপন শক্তি-সামর্থ্য ও কল্পনাশক্তির সুস্থতার উপর আস্থার ভিত্তিতে ৷ সে বিশ্বাস 
করে যে, সর্বপ্রকার সমস্যার আমিই সমাধান করতে পারি এবং সৃষ্টিজগতের 
রহস্যমূল অবধি আমার গতি ও বিচরণ। এরপর একটা যুগ আসে যখন সে 
বুঝতে পারে যে, এই চিন্তা-গঠন মহাজগত পর্যন্ত পৌঁছুতে পারে না এবং 
স্থপতিগণের ভেতর তাদের নকশা তথা পরিকল্পনা (প্লান) সম্পর্কে একমত্য 
. স্থাপিত হয় না! এই যুগটা সন্দেহ ও সংশয়ের যুগ । এরপর সে'দেখতে পায় যে, 
এখনও এমন একটি কাজ বাকী য়ে কাজকে ঘুক্তিতর্কের তোয়াক্কা বর্জনকারী 
বদ্ধমূল ধারণাবাদী ও সন্দেহ-সংশয় পোষণকারী উভয়ের দৃষ্টি. এড়িয়ে গিয়েছিল 
এবং তারা এটাকে উপেক্ষা করেছিল। আর তা ছিল এই যে, আমরা আমাদের 


5. ‘The Reconstruction of Religious Thought in Islam.P.5. 


১৬৪ . হযরত মুজাদ্দিদ 'আ[ীফেছালী রে) 
বুদ্ধিবৃত্তি ও আমাদের জ্ঞানের প্রকৃতি সম্পর্কে অনুসন্ধান করব এবং জানতে চেষ্টা 
করব যে, আমাদের ভেতর বস্তু-উপলদ্ধির জন্য কি ধরনের তুরী ও শক্তি পাওয়া 
যায় এবং এসবের সাহায্যে আমরা কতদূর পর্যন্ত যেতে পারি? 

এরপর এখন একজন মুসলিম পণ্ডিত ও চিত্তাবিদের যিনি ভারতবর্ষের 
সীমিত জ্ঞান ও এঁতিহ্যভিত্তিক শিক্ষার পরিবেশে থেকেছেন, যিনি যুক্তিবাদ ও 
দর্শন শাস্ত্রের পরিবর্তে নবুওতের জ্ঞান এবং আল্লাহ্‌র পরিচয় ও সন্তুষ্টি লাভকেই 
আপন জীবনের লক্ষ্য হিসেবে অভিহিত করেছেন, নির্ভেজাল বুদ্ধিবৃত্তির সমালো - 
চনায় দর্শনের ঘোর-প্টাচ ও জটিলতা থেকে দূরে অবস্থান করত সাধারণের পক্ষে 
বোধগম্য ও চিত্তাকর্ষণ বর্ণনা পাঠ করুন৷. মুজাদ্দিদ সাহেব (র) এই প্রশ্নের 
* জওয়াব দিতে গিয়ে বলেছেন যে, বুদ্ধিবৃত্তি আপন সত্তার দিক দিয়ে এঁশী বিধানের 
সুকাবিলায় ক্রটিযুক্ত ও অসম্পূর্ণ এবং তিনি প্রশ্ন তুলেছেন যে, এমন কেন হতে 
পারে না যে,আত্মার পরিচ্ছন্নতা ও পরিশুদ্ধির পর বুদ্ধিবৃত্তির এশীসত্তার সঙ্গে 
একটা নেশা ও মত্ততাহীন সম্বন্ধ সৃষ্টি হোক যার মাধ্যমে সে সেখান থেকে বিধি- 
বিধানসমূহ লাভ করবে এবং ফেরেশতার মাধ্যমে ওয়াহী প্রেরণের আর কোন 
প্রয়োজনই পড়বে না? এর উত্তরে মুজাদ্দিদ (র) বলেন ৪ 

“প্রশী নীতির সঙ্গে সম্বন্ধ রক্ষাকারী ও সংযোগ স্থাপনকারী বুদ্ধিবৃত্তি এর 
দেহগত অস্তিত্বের সাথে, যে সম্বন্ধ কখনও পরিপূর্ণরূপে অপসৃত হয় না এবং তা 
পূর্ণ স্বাধীনতা ও অবিমিশ্রতা সৃষ্টি করতে পারে না । সন্দেহ ও সংশয় সর্বদাই 
ভার সাথে চলে এবং কল্পনা তার ধারণাকে কখনো পরিত্যাগ করে না। ক্রোধ ও 
আকাংক্ষা ছায়ার মত তাকে অনুসরণ করে এবং লোভ ও মোহের মত নিন্দনীয় 
সিফাত হয় এর সার্বক্ষণিক সঙ্গী । ভুল-্রান্তি ও মানবীয় ক্রটি-বিচ্যুতি 
স্বভাবজাত; এগুলো মানুষ থেকে অপসৃত হয় না। অতএব বুদ্ধিবৃত্তি নির্ভরশীল 
নয় এবং তার গৃহীত সিদ্ধান্ত ও বিধানসমূহ কল্পনা, অপরিপকতা ও অনুমানের 
আওতামুক্ত ও প্রভাব বহিভূর্ত নয়, ভুল-ভ্রান্তির মিশ্রণ ও গলদের সন্দেহ থেকে 
নিরাপদ নয়। পক্ষান্তরে ফেরেশতারা এসব সিফাত থেকে পবিত্র এবং এই সব' 
দোষ-ক্রুটি থেকে মুক্ত। অতএব নিঃসন্দেহে তারা নির্ভরযোগ্য এবং তাদের গৃহীত 
বিধানসমূহ কল্পনা ও খেয়াল-খুশীর মিশ্রণ ও ভুল-ভ্রান্তির সন্দেহ থেকে নিরাপদ। 
কোন কোন সময় অনুভূত হয় যে, সেই সব জ্ঞান যেগুলো সে আধ্যাত্মিকভাবে 
লাভ করেছে, পঞ্চেন্্িয় অবধি সেগুলো পৌঁছুবার ক্ষেত্রে এমন কতকগুলো বিষয় 
যা ভার নিকট স্বীকৃত (কিন্তু অবাস্তব এবং ধারণা বা খেয়াল অথবা অন্য কোন 
উপায়ে অর্জিত) বেএখতিয়ার এ সব জ্ঞান-বিজ্ঞানের সাথে এভাবে শামিল হয়ে 


হযরত মুজাদ্দিদ -এর সংস্কার ও পুণর্জাগরণমূলক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু ১৬৫ 


যায় যে, সে সময় একেবারেই এর বাছ-বিচার করা যায় না। অন্য সময় কখনও 
এর পার্থক্য শক্তি বা বিশিষ্টতা দান করা হয়, আবার কখনও হয় না। অতএব 
অবশ্যান্তাবীরূপে এ সব জ্ঞান-বিজ্ঞানে এঁ সব বিশ্বের অর্ন্তভুক্তির দরুন অবাস্তবতা 
ও অসত্যের রূপ সৃষ্টি হয়ে যায়। আর তা বিশ্বাসযোগ্য থাকে না ।”১ 
নব্য গ্রেটোবাদী ও (মরমীবাদী) আত্মার পরিশুদ্ধ 
নিশ্চিত বিশ্বাস অর্জন, বিশুদ্ধ ও নির্ভেজাল জ্ঞান, সভ্য ও মার্জিত চরিত্র, 
আত্মশুদ্ধি এবং এ সবের সাহায্যে মানবীয় সমাজ গঠন ও সুন্দর কৃষ্টি নির্মাণের 
একটি ক্রুটিমুক্ত ও নিষ্পাপ মাধ্যম হিসাবে প্রাচীনকাল থেকেই নব্য প্লেটোবাদ ও 
আধ্যাত্মিকতাকে জ্ঞান করা হয়েছে। প্রাচীন কালে মিসর ও ভারতবর্ষ ছিল এর 
বিরাট কেন্দ্র। এই আন্দোলনের বিস্তার ও এর হৃদয়গ্রাহিতার ভেতর সেই 
প্রতিক্রিয়াও কাজ করছিল যা একদিকে চরম বুদ্ধিবৃত্তি পূজা, অপরদিকে পাগল- 
শমী পর্যায়ের ইন্দ্রিয় পূজার বিরুদ্ধে গ্রীস ও রোমে সৃষ্টি হয়ে গিয়েছিল এবং 
শেষাবধি তা আলেকজান্দিয়া (মিসর) কে, যা ছিল প্রাচ্য ও প্রতীচ্যের বুদ্ধিবৃত্তি ও . 
নানা ধর্মের মিলনকেন্ত্র” স্বীয় কেন্দ্রে পরিণত করে! 
এই দর্শন ও আন্দোলনের আহবায়ক ও অনুসারীবৃন্দের উক্তি এই যে, 
নিশ্চিত বিশ্বাস অর্জন ও বিশুদ্ধ জ্ঞান লাভের সবচে’ বড় মাধ্যম হল মুশাহাদা 
তথা পর্যবেক্ষণ এবং এই মুশাহাদা লাভ করা যায় নূর-ই বাতেন তথা অভ্যন্তরীণ 
. আলোকরশ্মি, আত্মার পরিচ্ছন্নতা ও অভ্যন্তরীণ ইন্দিয়কে সজাগ ও জাগ্রতকরণের 
দ্বারা বাস্তব তথা প্রকৃত জ্ঞান লাভ সেই নির্ভেজাল ও অবিমিশ্র বুদ্ধি এবং সেই 
অভ্যন্তরীণ আলোকরশি দ্বারাই সম্ভব যা রিয়াযত, প্রবৃত্তির বিরোধিতা ও মুরাকাবা 
ঘারা সৃষ্টি হয়ে থাকে! 
যদি একথা মেনে নেয়া হয় তাহলে এর নির্গলিভার্থ হল এই যে, মানুষের 
ভেতর পঞ্চইন্দরিয় ছাড়াও একটি ষষ্ঠ ইন্দ্রিয় কর্মরত আছে এবং এর কর্মের পরিণ- 
তিতে (সুশাহাদাত) অদেখা আলো, অশ্রুত আওয়াজ এবং প্রথম থেকে অজানা 
হাকীকত (যথাৰ্থ, বাস্তব ও প্রকৃত জ্ঞান ও সত্য) প্রতিভাত হতে থাকে। কিন্তু 
এর কি নিশ্চয়তা আছে যে," এই ইন্দ্রিয়ও মানুষের অপরাপর ইন্দ্রিয়ের মত 
সীমাবদ্ধ, ভ্রান্তি ও ভুল বুঝাবুঝির শিকার হবে না? যদি এমন হত তবে এর 
পরিণতিতে পরস্পর বিরোধিতার অস্তিত্ব এবং সন্দেহ ও সংশয়ের আশংকা পাওয়া 
' যেত না। কিন্তু নব্য প্লেটোবাদের ইতিহাস বলে যে, এই অভ্যন্তরীণ ইন্দ্িয়ের 
উপলব্ধ ও অনুভূত বিষয়সমূহ এবং তা যে সব পরিণতি, ফলাফল ও 'আকাইদ 
১. খাজা আবদুল্লাহ ও খাজা উবায়দুল্লাহর নামে লিখিত "পত্র, ১ম খণ্ড, পত্র নং ২৬৬! 


১৬৬ হয়রত মুজাদ্দিদ আলফেছানী (র) 


অবধি পৌঁছে সে সবের ভেতরও ঠিক তেমনি পরস্পর: বিরোধিভা ও মতভেদ ' 
পাওয়া যায় যেমন শীসের দার্শনিকবৃন্দ এবং প্রাচ্যের বিজ্ঞ-পপ্ডিত বুদ্ধিজীবিদের 
ভেতর পাওয়া যায়! প্রাচীন প্লেটোবাদকে বাদ দিয়ে (যার ইতিহাস নিরাপদ ও 
সুরক্ষিত নয়) নব্য গ্লেটোবাদকেই নিন না কেন। এর নেতৃবৃন্দের ধর্মীয় আকীদা- 
বিশ্বাসের উপর বিন্যস্ত ও সম্পাদিত কর্মের ভেতর পরিষ্কার পারস্পরিক বৈপরিত্য 
পাওয়া যায়। Ploti৷৷us স্বীয় যুগের ধর্মীয় ব্যবস্থা ও প্রচলিত ইবাদত- বন্দেগী 
সমর্থক নন! তিনি ছিলেন একজন মুক্তবুদ্ধি দার্শনিক যিনি কর্মের পরিবর্তে চিন্তা 
ও গভীর ধ্যানের উপর জোর দেন। কিন্তু ভার শিষ্য Parphyry (233-305) 
একজন নীতিবাদী মরমী ছিলেন। Plotinus বিশ্বাস করতেন যে, মানুষের 
আত্মা পশুরূপে পুনর্জন্ম লাভ করে থাকে। কিন্তু ৮81)91% এধারণা প্রত্যাখ্যান 
করেন। এই চিন্তাধারার তৃতীয় নেতৃস্থানীয় ব্যক্তি হলেন Proclus (A. B. 
412-495) যিনি পুরো মিসরীয় প্রথা-পদ্ধতি মেনে চলতেন, ধর্মীয় ও মযহাবী 
আচার-অনুষ্ঠান পালন করতেন এবং দিনে তিনবার সূর্যের পূজা করতেন! ভার 
ধর্ম ছিল বিভিন্ন ধর্ম ও আকীদা-বিশ্বীসের এক জগা-খিচুড়ি। এরা সকলেই 
সত্যের অন্তর্নিহিত আধ্যাত্মিক ভাবধারায় বিশ্বাসী ছিলেন ।১ 

81021 খৃ ধর্মের বিরোধিতা করেন এবং রোমকদের মূর্তিপূজা ও 
জাহিলী ভাবধারা (85201517)-র পুনরুজ্জীবনের আন্দোলনে রোম সম্রাটকে 
সমর্থন করেন। তার আধ্যাত্মিক আলোক-রশ্মি শির্ক ও ঘূর্তিপূজার এই ডুবস্তপ্রায় 
জাহাজের সঙ্গে আপন ভাগ্য জড়াতে বাধা দেয়নি । 

মুসলমানদের মধ্যেও যাদের নব্য প্লেটোবাদ ও কাশৃ্‌ফের শক্তির উপর 
পরিপূর্ণ আস্থা ছিল তাদের অভ্যন্তরীণ অনুভূতি ও কাশ্ফের মধ্যে অনেক 
বৈপরিত্য পাওয়া যায়! একজন কাশৃফ-এর অধিকারী ব্যক্তির সঙ্গে অপর একজন 
কাশ্ফ ক্ষমতাসম্পন্ন ব্যক্তির এখতিলাফ ঘটে । তার কাশ্ফকে প্রকৃত ঘটনার 
বিপরীত বলে আখ্যায়িত করে এবং কখনো একে অচৈতন্য বা মন্তাবস্থা (<) 
ও ভাবোন্মাদনার আধিক্য বলে অভিহিত করে! বহিঃ অস্তিত্ নেই সে সবের সঙ্গে 
এই সব আহলে কাশ্ফ করর্মদন করেন এবং সে সবের সঙ্গে নিজেদের সাক্ষাতের 
কথা প্রমাণ করেন ইত্যাদি। তাসাওউফের ইতিহাস এধরনের উদাহরণ দ্বারা 
ভরপুর । 


১, বিস্তরিত দ্র. Encyclopaedia of Religion & Ethics-এর New Platonism - 
অধ্যায়! 


হযরত মুজাদ্দিদ -এর সংঙ্কার ও পুণর্জাগরণমূলক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু ১৬৭ 


শায়খু'ল-ইশরাক (master of Duninaton) শিহাবুদ্দীন 
সুহরাওয়াদী (মাকতুল) 

_ এ সব মুসলিম নব্য পলেটোবাদীদের মধ্যে ৬ষঠ/ ১২শ শতাব্দীর শায়খুল 
ইশরাক শিহাবুদ্দীন সুহরাওয়ার্দী (৫৪৯-৫৮৭ হি./ ১১৫৪-১১৯১ খৃ.), যিনি 
“মাকতুল" (নিহত) নামে পরিচিত, সবিশেষ খ্যাত ৷ ইসলাম বিরোধী মতবাদ ও 
বিক্ষিপ্তপূর্ণ 'আকীদা-রিশ্বাস ও ধ্যান-ধারণার দরুন সুলতান আল-মালিকু'জ- 
জাহিরের নির্দেশে ৫৮৭ হিজরীতে তাকে হত্যা করা হয়। তিনি নিজেকে মাশৃশাঈ 
(এরিস্টোটলের অনুসারী) ও সূফী বলতেন। তার নিকট মাশ্শাঈ অর্থাৎ 
এরিস্টোটলীয় ধ্যান-ধারণার. সাথে 5. ৬. Den 782151)-এর উক্তি অনুযায়ী 
“সেই সমস্ত মরমী দর্শন বর্তমান যা মুসলমানরা গ্রীক সামঞ্জস্য বিধান দর্শন 
(45544) নানা আকীদা-বিশ্বাস ও বিভিন্ন ধর্মের এঁক্য ও সম্মিলন থেকে গ্রহণ 
করেছে। Encyclopaedia of Islam; V0]. iv.সুহরাওয়াদী শিহাবুদ্দীন-এর 
নিবন্ধকার Ber8-এর মতে, “মূলত এটি তার আলোক-দর্শন (Philosophy 
01 [51189) যা তিনি নৰ্য 0085 থেকে ধার করেছেন যা 
বস্তুর মৌলিক সত্য হিসাবে বিবেচিত ।”১ 

শামসুদ্দীন মুহাম্মদ আশ-শাহ্রযূরী বলেন যে, “তিনি ইশরাকী দর্শন 
(Speculative Philosophy) ও মাশ্শাঈ দর্শন (Gnostic Philoso- 
Phy) কে একত্রে মিশিয়ে ফেলেছেন। তার গুরততৃপূর্ণ গ্রন্থের নাম হিকমাতু*ল- 
ইশরাক যার ভাষ্য লিখেছেন ‘আল্লামা কুতুবুদ্দীন শীরাধী। এটি “রাহ 
হিকমাতু'ল-ইশরাক’ নামে পণ্ডিত ও ছাত্র-শিক্ষক মহলে বহুল খ্যাত । 

শায়খুল ইশরাক সুহরাওয়াদর মনে করেন যে, উপলব্ধি ও বোধ-সমূহের 
সংখ্যা দশে সীমাবদ্ধ নয় বরং প্রতিটির নিমিত্তে একটি বুদ্ধি ও বোধশক্তি রয়েছে 
যা এর হেফাজত করে থাকে । তিনি এর নাম দিয়েছেন আনওয়ার-ই মুজাহাদা 
বা বিমূর্ত ও নিগুঢ় দ্যুতি । তীর মতে, আসমান একটি জীবিত মাখলুক। যেহেতু 
এর ভেতর বিমূর্ত আত্মা রয়েছে যা এতে গতি সঞ্চার করে থাকে। আসমান 
পরিবর্তন ও খণ্ড- বিখণ্ড হওয়া থেকে মুক্ত ও নিরাপদ | আসমান বাকশক্তির 
অধিকারী বিধায় এর ভেতর অপরাপর বোধশক্তিও পাওয়া যায়। তার মতে, 
গোটা আসমান একটি জীবিত প্রাণী এবং আনওয়ার-ই “আলিয়া অর্থাৎ পরম ও 
অসীম আলোর (Absolute Light) প্রভাব নক্ষত্ররাজির মাধ্যমে এর উপর 
পড়ে এবং এ সবেরই মাধ্যমে মানুষের অঙ্গ-প্রত্যঙ্গে গতি সঞ্চারিত হয়। সবচে” 


১. দাইরা-ই মা'আরিফে ইসলামিয়া । 


১৬৮ হযরত মুজাদ্দিদ আলফেছানী রে) | | 
বড় নক্ষত্র হল সূর্য । আলোকবাদীদের (ইশ্রাকিয়্যুন) ধর্মে সূর্যের প্রতি সম্মান ও 
শ্রদ্ধা প্রদর্শন বাধ্যতামূলক! নিখিল বিশ্বে সরাসরি ও মাধ্যমে আলো আর 
আলোরই রাজভ্‌ চলছে গতি ও উত্তাপ আলো থেকে জন্ম হয়ে থাকে৷. আর 
আগুনের মধ্যে এদু'টো গুণ ও উপাদান বেশি পরিমাণে পাওয়া যায়! যেভাবে 
নফস (আত্মা) ‘আলম-ই আরওয়াহ তথা দ্ধহের জগতকে আলোকোজ্জ্বল 
প্রোজ্বল করে ঠিক তেমনি আগুন আলম-ই আজসাম তথা ভৌতিক জগতকে 
আলোময় করে। আল্লাহ পাক প্রত্যেক জগতে নিজের একজন খলীফা তথা 
. প্রতিনিধি নিযুক্ত করেছেন। বোধের জগতে ১ম বোধ, মহাকাশ জগতে 
নক্ষত্ররাজি ও তাদের বাঙময় (৭৪১০) আত্মা এবং উপাদানসমূহের জগতে 
মানবাত্মা, নক্ষত্ররাজির আলোকশিখা ও বিশেষভাবে আগুন (রাত্রির অন্ধকারে) 
তার খলীফা অর্থাৎ তার সংক্কার-সংশোধন ও প্রান পরিচালনা করে থাকে। 
খিলাফতে কুবরা তথা বৃহত্তর ও উচ্চতর প্রতিনিধিত্ব আহিয়ায়ে কিরাম (আ)-এর 
পরিপূর্ণ আত্মাসমূহের অর্জিত হয়ে থাকে! খিলাফতে সুগরা তথা নিন্নতর ও 
ক্ষুদ্রতর প্রতিনিধিত্ব অগ্নির সঙ্গে সম্পর্কিত । কেননা অন্ধকার রাত্রে তা অসীম ও 
স্বগীয় জ্যোতি ও নক্ষত্ররাজির আলোক-শিখার প্রতিনিধিত্‌ করে। খাদ্য-শস্য ও 
অন্যান্য শাক-সবজীর পাকতে ও পুষ্ট হতে সাহায্য করে। শায়খুল-ইশরাক 
শিহাবুদ্দীন সুহরাওয়াদীর মতে জগত অবিনশ্বর ও অসৃষ্ট (কোদীম) এবং সময় বা 
কাল চিরন্তন ও চিরস্থায়ী । তিনি আত্মার পুনর্জন্ম বা পুনঃ দেহপ্রান্তি স্বীকার করেন 
না, আবার তা অস্বীকারও করেন না (কেননা এ বিষয়ে উভয় পক্ষের দলীল- 
প্রমাণ সান্ত্নাদায়ক নয়)।১ 

এভাবেই আপন যুগের বিশিষ্ট ইশরাকী পণ্ডিত, যিনি প্রাচ্যে শায়খুল ইশরাক 
উপাধিতে ভূষিত হয়েছেন, যাঁর তীক্ষ মেধা, গভীর পাণ্ডিত্য ও সাধুতা তার 
পালনে পর নীলার বেছে রা হীন আসার 
পরিচ্ছন্নতা, গ্রীকদের কল্পিত মতবাদ ও ইরানী অগ্নি উপাসকদের তত্ত্বের কচ- 
কচানি গ্রহণ করা থেকে বিরত রাখতে পারে নি. তিনি রসূল (সা)-এর আবির্ভাব 
এবং এর উপর বিন্যস্ত ও সংকলিত হেদায়াত, ধর্মীয় ও জাগতিক কল্যাণ ও 
আল্লাহ্‌র বিশুদ্ধ পরিচয় লাভ থেকে বঞ্চিত থাকেন। তিনি একটি ভারসাম্যহীন, 
বিশৃংখল ও অরাজকতাপূর্ণ ব্যর্থ জীবন অতিবাহিত করেন এবং পশ্চাতে কোন 
পথ-নিৰ্দেশনা, সৃষ্টির জন্য কল্যাণকর ও ফলপ্রসূ কোন ব্যবস্থা না রেখেই ইহ- 
লোক থেকে বিদায় গ্রহণ করেন। | 


১. বিস্তারিত দ্র. হুকামা-ই ইসলাম, ২য় খণ্ড, মওলানা আবদুস সালাম নদরভীকৃত। 


‘হযরত মুজাদ্দদ -এর সংস্কার ও পু্র্জাগরণমূলক কর্মকাণ্ডের কেন্তুবিন্দু ১৬৯ 
বুদ্ধিবৃত্তি ও কাশ্ফ একই নৌকার আরোহী | 

দার্শনিক কান্ট (Kant) নির্ভেজাল ও অবিমিশ্র বুদ্ধিবৃত্তির অস্তিতে খুবই. 
সন্দেহ পোষণ করেছেন এবং প্রমাণ করেছেন যে, বুদ্ধিবৃত্তির পক্ষে অবিমিশ্র 
থাকা, ভেতর ও বাইরের প্রভাব থেকে মুক্ত থাকা-ব'লতে গেলে প্রায় অসম্ভব। 
কিন্তু তিনি কাশৃফ ও রাতেনী ইল্ম-এর জগত সম্পর্কে ছিলেন অজ্ঞ ও 
তপরিচিত। এজন্য তিনি এর থেকে সামনের কিছু বলতে পারেন নি। মুজাদ্দিদ 
সাহেব যিনি এই (বাতেনী ইল্মরূপ) সমুদ্ধেরও সাতারু ছিলেন, এক কদম 
সামনে অগ্রসর হয়ে বিশুদ্ধ কাশৃফ ও নির্ভেজাল ইলহামের কঠিন ও দুষ্প্রাপ্য 
হবার উপর বিস্তৃত আলোকপাত করেছেন এবং প্রমাণ করেছেন যে, মরমীবাদ ও 
আত্মিক পরিশুদ্ধির মাধ্যমেও সেই সব অদৃশ্য সত্য হোকীকত)এবং অজ্রান্ত ও 
সন্দেহাতীত জ্ঞান অবধি গৌঁছা সম্ভব নয় ঘা আদিয়া “আলায়হিমুস-সালাম এবং 
তাদের আবিভর্বের পথ ধরে সাধারণ ও বিশিষ্ট সর্বস্তরের লোক লাভ করে 
থাকে। ঠিক তেমনি নবীদের আবিভবি ব্যতিরেকে আল্লাহ্‌র মা'রিফত (জ্ঞান, 
পরিচয়) অবধি .পৌঁছা যায় না, মুক্তিলাভও ঘটে না, তেমনি ঘটে না প্রকৃত 
আত্মশুদ্ধিও। এই সিলসিলায় তার কতিপয় পত্রের উদ্ধৃতি পেশ করছি, পাঠ করে 
দেখুন। 
“এ সব নাদানদের হেকামা') একদল আধ্বিয়া “আলায়হিম:স-সালামের 
প্রদর্শিত পথের অনুসরণ ব্যতিরেকেই মরমী সুফীদের (যারা প্রতিটি যুগেই 
আধিয়া-ই কিরামের অনুগত ও অনুসরণকারী) অনুকরণে রিয়াযত ও মুজাহাদার 
পথ অবলম্বন করেছেন এবং আপন যুগের পরিশুদ্ধির ব্যাপারে প্রতারিত হয়েছেন 
আর স্বীয় স্বপ্ন ও ধারণার উপর নির্ভর করেছেন এবং নিজেদের কল্পিত কাশ্ফকে 
ইমাম বানিয়েছেন। ফলে তারা নিজেরা যেমন গোমরাহ হয়েছেন তেমনি 
অন্যদেরকেও গোমরাহ করেছেন । এরা জানে না যে, এই পরিশুদ্ধি নফসের 
পরিশুদ্ধি যা গোমরাহীর দিকে পথ প্রদর্শন করে, কলব (হৃদয়)-এর পরিশুদ্ধি নয় 
যা কিনা হেদায়াতের বাতায়ন। এজন্য যে, কলবের পরিচ্ছন্নতা ও পরিশুদ্ধি 
আধিয়া 'আলায়হিমুস-পালামের অনুসরণের সঙ্গে সম্পর্কিত আর নফসের 
গরিশুদ্ধি (সংস্কার ও পরিশীলন) কলবের পরিশুদ্ধির সঙ্গে ওৎপ্রোতভাবে জড়িত। 
এই শর্তে যে, সে নফসের এসলাহ ও তরবিয়ত (সংক্কার-সংশোধন ও প্রশিক্ষণ 
দান) করবে৷ কলব যা আল্লাহ তা“আলার পবিত্র সত্তার নুরের বিকাশস্থল-এর 
প্রদীপের ন্যায় যেই প্রদীপ এজন্যই আলোকোজ্জ্বল করা হয়েছে যা গোপন শত্রু 
অর্থাৎ অভিশপ্ত ইবলীসের (তার আলোকে) ঘরকে ধ্বংস ও বরবাদ করে দেবে । 


১৭০ হযরত মুজাদ্দিদ আলফেছানী (র) 


“মোটকথা এই যে, রিয়াযত ও মুজাহাদার পন্থা দৃষ্টি (১৮) ও দলীল- 
প্রমাণের রঙের মধ্যে সেই সময় বিশ্বাস ও আস্থা সৃষ্টি করবে যখন তা আঘিয়া 
আলায়হিমু*স-সালামের আনীত সত্য সহকারে হবে যে সত্য আল্লাহ্‌র পক্ষ থেকে 
তীরা প্রচার করতেন এবং তার (আল্লাহ্র) সাহায্য তাদের (নবীদের) সাহায্য 
করত। এ সব হযরতদের ব্যবস্থা এমন সব ফেরেশতাদের অবতরণের কারণে 
(যারা ভুল-ত্রুটি ও গোনাহ-খাতা থেকেও নিরাপদ) অভিশপ্ত দুশমনের চক্রান্ত 
থেকে নিরাপদ । আল্লাহ্‌ তা'আলা তাদের সম্পর্কে বলেন 8 ৫4:4১:০0 
৬৮০, ৫% “নিশ্চিতই আমার বিশিষ্ট বান্দা যাদের উপর (হে ইবলীস!) তোঁমার 
কোন কর্তৃত্ব নেই, চলবেও না” । একথা অন্যদের ক্ষেত্রে প্রযোজ্য নয় এবং সেই 
অভিশপ্ত শয়তানের অপবিত্র হাত থেকে তাদের রেহাই পাবার কল্পনাও করা যায় 
না৷ কেবল তারা রেহাই পাবে যারা আহ্বিয়া “আলায়হিমু'স-সালামের পায়রবী 
করবে ও তাঁদের পদাংক অনুসরণ করে চলবে । 

শায়খ সাদী রে) সত্য বলেছেন £ 

Gn ১1) 4৫ ৪০০০ ৩০এ৯৪ 
shes  উনি Sj OS 

“সা‘দী! শাস্তির পথে চলতে চাইলে মুহাম্মদ মোস্তফা (সা)-র অনুসরণ 
ব্যতিরেকে চলা অসম্ভব ৷" আল্লাহ্‌র দরুদ ও সালাম তীর উপর, তার বংশধরদের 
উপর এবং বেরাদরানে, আম্বিয়া “আলায়হিমু'স-সালামের উপর বর্ষিত হোক ।” 


কাশ্‌ফে ভেজাল 

“একথা বুঝতে হবে যে, কাশৃফের ভুল-ত্রুটি সব সময় শয়তান কর্তৃক 
নিক্ষেপের ভিত্তিতেই হয়না । অধিকাংশ সময় এমন হয় যে, কতক অবাস্তব ও 
সত্য থেকে মুক্ত কল্পিত বিধি-বিধানের ভেতর গিয়ে আসন গাড়ে । সেখানে 
শয়তানের কোন অধিকার থকে না। কিন্তুএই সব ধারণা ও কল্পনা বাইরে 
ছদ্মবেশ ধারণ করে আসে । এ ব্যাপারের একটি বিষয় হল এই যে, কোন কোন 
লোক স্বপ্নে নবী করীম (সা)-এর যিয়ারত লাভ করে থাকে এবং তারা নবী 
করীম (সা) থেকে এমন কতক বিধি-বিধান গ্রহণ করে (যা শরীয়তের প্রমাণিত 
মসলা-মাসাইল ও বিশুদ্ধ হাদীসের বিরোধী হয়)। এমতাবস্থায় উক্ত নিক্ষেপ 
(ইলকা) শয়তান কর্তৃক কল্পিত নয়। উলামা-ই কিরামের সুচিত্তিত অভিমত হল, 
শয়তান আঁ-হ্যরত (সা)-এর অনুরূপ আকৃতি ধারণ করতে পারে না। এমত 
অবস্থায় কেবল কল্পনারই ধারণা হয় যা অবাস্তব কে বাস্তব মনে করে বসেছে।”১ 
১. মুহাম্মদ সাদিক কাশ্মীরীর নামে লিখিত পত্র ১০৭, 


হযরত মুজাদ্দিদ -এর সংস্কার ও পুণর্জাণরণমূলক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু. ১৭১ 

অপর এক পত্রে তিনি বলেন £ . 

“নফস--চাই কি আত্মশুদ্ির মাধ্যমেই তা নফসে মুতমাইন্নাঃ (প্রশান্ত 
আত্মা)-য় পরিণত হোক, কিন্তু তা কখনো আপন স্বভাব ও দোষ-গুণ থেকে 
পরিপূর্ণ ভাবে মুক্ত হতে পারে না, হয় না। এজন্য ভুল-ক্রুটি তার ভেতরও রাস্তা 
- করে নেবার সুযোগ পায় ₹”১ 


দার্শনিক এবং আঘিয়া-ই কিরাম (আ)-এর শিক্ষার মধ্যে সংঘাত ও 
বৈপরিত্য 


- এতটুকু লিখার পর তিনি দার্শনিকদের এবং আব্বিয়া-ই কিরামের প্রদত্ত 
শিক্ষামালার মধ্যে সেই প্রকাশ্য সংঘাত ও বৈপরিত্যের দিকে ইঙ্গিত পূর্বক যা 
শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসছে এবং যে শিক্ষার মধ্যে সমন্বয় সাধন ও 
সামঞ্জস্য বিধান সম্ভব নয় এবং যাদের দোর্শনিকদের) বুদ্ধিবৃত্তিক প্রয়াস ও 
শুন্যমার্গে ভ্রমণ নিশ্ষল প্রয়াসের সমার্থক বৈ নয়,তিনি বলেন £ 

“দার্শনিকদের অপূর্ণ ও ক্রটিযুক্ত বুদ্িবৃত্তি নবৃওতের একেবারেই বিপরীত 
মেরুতে ও মুখোমুখি অবস্থানে অবস্থিত ৷ নিখিল বিশ্বের প্রারভ্তিক উৎপত্তি সম্পর্কে 
যেমন, তেমনি পরলোক সম্পর্কেও তাদের আলোচ্য সমস্যা ও সূত্র আম্বিয়া 
আলায়হিমু'স-সালামের শিক্ষামালার একেবারেই বিরোধী । তারা না আল্লাহ্‌র 
উপর বিশ্বাসকেই দুরস্ত করেছে, না পরকালীন বিশ্বাসকেই ঠিক করেছে। তারা 
বলেন যে, বিশ্বজগত অসৃষ্ট বস্তু (কাদীম্‌) অথচ য়ারা ধর্মে বিশ্বাস করেন এবং 
নানা মিল্লাতের অন্তর্ভুক্ত তারা সম্মিলিতভাবে এটা সমর্থন করেন যে, জগত সৃষ্টি 
বস্তু তার সমস্ত শাখা-প্রশাখাসহ! তেমনি তারা আসমান বিদীর্ণ হওয়া, 
তারকারাজি খসে পড়া, পাহাড়-পর্বত টুকরো টুকরো হয়ে যাওয়া, সমুদ্র 
উত্তোলিত হবার সমর্থক নন যেগুলো কিয়ামত সংঘটিত হবার কালে ঘটবে বলে 
প্রতিশ্রুতি দেওয়া হয়েছে! ঠিক তেমনি মানুষের মৃত্যুর পর পুনজীবন লাভের 
কথাকেও তারা অস্বীকার করে থাকে এবং কুরআন করীমের খুটিনাটি বর্ণনা ও 
ব্যাখ্যাসমূহও অস্বীকার করে। তাদের পরবর্তীরা যারা নিজেদের দর্শনগত মূল- 
নীতির উপর দৃঢ় রয়েছেন এবং আকাশসমূহ, নক্ষত্ররাজি আর এমনিভাবে অন্যান্য 
বস্তুসমূহকে অসৃষ্ট (কাদীম) হবার তারা সমর্থক এবং এসব ধ্বংস ও বিনাশ না 
হবার দাবীদার। তাদের খোরাক হল কুরআনী ব্যাখ্যাকে মিথ্যা প্রতিপন্নকরণ, 
তাদের আহার্য হল ধর্মের মৌলিক ও নীতিগত মসলা-মাসাইলকে অস্বীকৃতি 


১. শায়খ দরবেশের নামে লিখিত ৪১ নং পত্র 


১৭২. হযরত মুজাদ্দিদ আলফেছানী (র) 
জ্ঞাপন। এরা আশ্চর্য ধরনের মুসলমান যে, আল্লাহ্‌ ও আল্লাহ্র রসূলের উপর 
বিশ্বাস স্থাপন করে কিন্তু আল্লাহ্‌ ও তদীয় রসূল যা বলেছেন 'সেগুলো গ্রহণ করে 
আ। এর চেয়ে বড়,আহম্মকী আর হতে পারে না। জনৈক কবি কত সুন্দরই না 
বলেছেন ঃ 
OTS pg em Ml এই ০৩৯ 43০4 
এনা BST (৩ JS Ss AS il dw 
“ফালসাফাহ (দর্শন) শব্দের বৃহত্তর অংশই (পাঁচ অক্ষরের তিন অক্ষর 
যেহেতু 'পাফাহ' অর্থাৎ আহাম্মকী ও বোকামী) বিধায় এর গোটাটাই 
বোকামী ও আহাম্মকী। কেননা নীতিগত দিক দিয়ে বৃহত্তর অংশ সমগের 
প্রতিনিধিত্ব করে ।” | 
“এই দলটি তাদের জীবন এমন একটি মন্ত্র (যুক্তি বিদ্যা) শেখা ও শেখাতে 
ব্যয় করেছে যা চিন্তাগত ভ্রান্তির হাত থেকে রক্ষাকারী এবং এব্যাপারে খুবই 
কষ্ট-ক্লেশ সহ্য করেছে। কিন্তু যখনই তারা আল্লাহ্‌র পবিত্র সত্তা, গুণাবলী ও 
কর্মসমূহ সম্পর্কে আলোচনায় উপনীত হয়েছেন খা সর্বোচ্চ উদ্দেশ্য ও লক্ষ্য, 
তখন তারা হাত-পা ছেড়ে দিয়েছেন এবং সেই যন্ত্রটিকে যা ভ্রান্তি থেকে 
রক্ষাকারী তা হাত থেকে ফেলে দিয়ে (দোরে দোরে) ঠোক্কর খেয়ে ফিরতে 
থাকলেন এবং গৌমরাহীর বিজন মরু বিয়াবানে উদ্জান্তের মত ঘুরতে লাগলেন। 
যেমন একব্যক্তি রছরের পর বছর ধরে যুদ্ধের সাজ-সামগ্রী তৈরী করতে থাকে, 
কিন্তু ঠিক যুদ্ধের মুহুর্তে হাত-পা ছেড়ে অবশ-বিবশ দেহে বসে পড়ে । তার দ্বারা 
যেমন কোন কিছু আশা করা যায় না এও ঠিক তেমনি । 
“লোকে দর্শন শান্ত্রকে খুব নিয়মতান্ত্রিক সুশৃঙ্খল শান্তর বলে মনে করে এবং 
একে ভুল-ক্রটি থেকে মুক্ত ও নিরাপদ মনে করে । যদি একথা মেনেও নেওয়া 
যায় তাহলে এ সেই সব বিদ্যা বা শাস্ত্রের ক্ষেত্রে প্রযোজ্য হবে যেসব ক্ষেত্রে 
একাই যথেষ্ট হতে পারে যা এখানে আলোচনা বহির্ভূত এবং অর্থহীন 
(অনুপকারী) বিষয়ের শামিল এবং চিরস্থায়ী আখিরাতের সঙ্গে একেবারেই 
সম্পর্কহীন। পারলৌকিক মুক্তির সঙ্গেও এর কোন সম্পর্ক নেই! আলোচনা 
কেবল সেই সব জ্ঞান-বিদ্যার ক্ষেত্রে যা বুদ্ধির ধরা-ছোঁয়ার বাইরে এবং তা 
উপলব্ধি করতে অক্ষম । আর তা কেবল নবৃওতের তরীকার সঙ্গেই ওতপ্রোতভাবে 
জড়িত, পারলৌকিক নাজাত ও মুক্তির সঙ্গে অঙ্গাঙ্গীভাবে সম্পর্কিত 1” 
এরপর সামনে অথসর হয়ে লিখেন ৪ 
“যুক্তিবিদ্যা এমন এক পান্র যা (পরবর্তী উচ্চতর জ্ঞানের জন্য) একটি যন 
বিশেষ এবং এ সম্পর্কে লোকেরা বলেছে যে, তা অর্থাৎ যুক্তিবিদ্যা ভুল-ভ্রাপ্তি 


_ হযরত মুজাদ্দিদ -এর সংস্কার ও পুণর্জীগরণমূলক কর্মকাণ্ডের বরুন ১৭৩ 


থেকে রক্ষাকারী- তাদের কোন কাজে লাগেনা এবং মহান লক্ষ্যে তাকে ভুল- 
ভ্রান্তি থেকে বেরও করে আনেনি । যা তাদের কোন কাজে আসেনি তা অন্যদের 
(কোন্‌ কাজে আসবে এবং তাদের ভুলের থেকে কিভাবে বের করবে? 

“(আল্লাহ তা'আলা থেকে তীরই ভাষায় দু'আ রয়েছে:) 

রা SLE এ এল Eh Sr ৫ El E59 By 

প্রভু হে! আমাদেরকে হেদায়াত দানের পর আমাদের হৃদয়কে আর বাকা 
করে দিও না । আর আমাদেরকে তোমার নিজের তরফ থেকে রহমত দান কর। 
নিশ্চিতই তুমি মহা দাতা ।” 

কিছু কিছু মানুষ যারা দর্শন শানে কিছুটা অধিকার রাখে এবং দার্শনিক কচ- 
কচানীর প্রতারণার মধ্যে নিক্ষিপ্ত । এই দলকে হুকামা (বিজ্ঞ পণ্ডিত, দার্শনিক) 
জ্ঞানে আম্বিয়া আলায়হিমু'স-সালামের সমকক্ষ ও প্রতিপক্ষ মনে করে বরং তারা 
এতদূর পর্যন্ত পৌছে গেছে যে, তারা তাদের মিথ্যা শাস্্রকে সত্য জ্ঞান করত 
একে আহিয়া আলায়হিমু'স-সালামের শরীয়তের উপর অগ্রাধিকার দেয়। আল্লাহ্‌ 
_ আমাদেরকে খারাপ ‘আকীদা থেকে রক্ষা করুন। তবে হাঁ, যে মুহুর্তে তাদেরকে 
হুকামা’ জানবে এবং তাদের জ্ঞানকে "হিকমত" বলবে তখন অহেতুক এই বিপদে 
জড়াবে। এজন্য যে, ‘হিকমত বলা হয় কোন বস্তুর সেই জ্ঞানকে যা যথার্থ ও 
বাস্তবতানুগ। অতএব যে সব জ্ঞান (দ্বাহরণত আধিয়া-ই কিরামের 
. শরীয়তসমূহ) এ সব হিকমতের জ্ঞানের বিরোধী হবে তা এ সব হুকামার 
“ধারণায় যথার্থ ও বাস্তবতার বিরোধী হবে। A 

সার-সংক্ষেপ এই যে, তাদের সত্যতা এবং তাদের জ্ঞানের সত্যতার 
স্বীকারের অথহ হবে আহিয়া-ই কিরামকে এবং আম্বিয়া ‘আলায়হিযু'স-সালামের 
জ্ঞানকে মিথ্যা জানা। এজন্য যে, এতদুভয়ের (আদ্বিয়া-=ই কিরাম ও 
দার্শনিকদের) জ্ঞান পরস্পরের একেবারে মুখোমুখি অবস্থানে দীড়িয়ে। একটাকে 
সত্য বলে স্বীকার করে নেয়ার অর্থই হল আরেকটাকে মিথ্যা জ্ঞান করা । এখন 
যার যেমন ইচ্ছা-হয় আখিয়া-ই কিরাম (আ)- এর আনীত দীনের অনুসারী হবে 
এবং আল্লাহ্‌র দলে অন্তর্ভুক্ত হবে, নাজাত লাভকারীদের দলে শামিল হবে । আর 
যার ইচ্ছা দর্শন শালসানুসারী হবে, শয়তানের দলে নাম লেখাবে এবং অসফল ও 
ব্যর্থ হবে। 

আল্লাহ তা'আলা বলেন $ 


bl asl ogg BOT 93 04 0৭ Gr A 505 ১০৩ ৮৫৪০০ ১০ 


১৭৪ ৮ হযরত মুজাদ্দিদ আলফেছানী বে) 


ছি ০০০১ | ০৪ উস ssid deals olay (৩ ১০ k 
“সুতরাং যার ইচ্ছা বিশ্বাস করুক এবং যার ইচ্ছা সত্য প্রত্যাখ্যান করুক, 
আমি সীমালজ্ঘনকারীদের জন্য প্রস্তুত রেখেছি আগুন যার বেষ্টনী তাদেরকে 
পরিবেষ্টন করে থাকবে৷ তারা পানীয় চাইলে তাদেরকে দেওয়া হবে গলিত 
ধাতুর ন্যায় পানীয় যা তাদের মুখমণ্ডল দগ্ধ করবে। এটা নিকৃষ্ট পানীয় ও আগুন 
কত নিকৃষ্ট আশ্রয়!” সুরা কাহ্ফ,. ২৯ আয়াত; 
“আর শান্তি বর্ধিত হোক তাদের উপর খারা হেদায়াতের. অনুসরণ করেছে 
এবং মুহাম্মদুর-রাসূলুল্লাহ (সা)-র আনুগত্যের পাবন্দী করেছে। আর রসূল (সা)- 
এর উপর, আশ্িয়া-ই কিরাম ও মালাইকা-ই ইজাম-এর উপর পরিপূর্ণ ও 
সর্বোত্তম দরূদ ও সালাম বর্ষিত হোক !”১ 
নবৃওত ব্যতিরেকে প্রকৃত আত্মশুদ্ধি সম্ভব নয় 
“আমরা একথা বলি যে, আত্মার পরিচ্ছন্নতা ও পরিশুদ্ধি, সেই সব নেক 
আমলের সঙ্গে সম্পর্কিত যেসব আমল আল্লাহ জাল্লা শানুহুর পসন্দনীয় এবং তার 
নিকট গ্রহণযোগ্য । আর এ বিষয়টি যা উপরে বর্ণনা কর! হল নবুওতের উপর 
নির্ভরশীল ! অনন্তর নবৃওত ব্যতিরেকে অন্য কোনভাবে আত্মার পরিচ্ছন্নতা ও 
পরিশুদ্ধির হাকীকত লাভ হয় না।”২ 
: নবী প্রেরণের আবশ্যকতা 

- মুজাদ্দিদ আলফেছানী (র) নবী ও রসূলদের প্রেরণের আবশ্যকতা, হেদায়াত 
লাভের ক্ষেত্রে তাদের অপরিহার্যতা এবং এককভাবে বুদ্ধিবৃত্তি তো সে যত উন্নত 
মার্ণেরই হোক না কেন) যথেষ্ট না হওয়ার উপর আলোকপাত করতে গিয়ে অপর 
এক পত্রে বলেন ৪ | 

“আই্বিয়া “আলায়হিমু'স-সালামের আগমন ও আবিভর্বি দুনিয়াবাসীর জন্য 
রহমত ৷ যদি তাদের অস্তিত্‌ না থাকত তবে আমরা পৃথভ্রষ্টদেরকে আল্লাহ্‌ 
তা'আলা (যিনি ওয়াজিবু'ল-ওজুদ)-র সত্তা ও গুণাবলীর (যাত ও সিফাত) 
পরিচয়ের দিকে কে পথ প্রদর্শন করতেন এবং তীর পসন্দনীয় ও অপসন্দনীয় 
কাজের মধ্যে.কে পার্থক্য-রেখা টেনে দিতেন? 

“আমাদের ক্রটিপূর্ণ ও অসম্পূর্ণ জ্ঞান-বুদ্ধি হযরত আদ্িয়া 'আলায়হিমুস- 
সালামের দাওয়াতের আলোক-রশ্মির সাহায্য ব্যতিরেকে সেই মর্ম অনুভবে 
১, খাজা ইবরাহীম কুবাদযানীর নামে লিখিত পত্র, ২৩/৩ 
২. খাজা “আবদুল্লাহ ও উবায়দুল্লাহর নামে লিখিত, পত্র ২৬৬ নং? 


হযরত মুজাদ্দিদ -এর সংস্কার ও পুণর্জাগরণমূলক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু ১৭৫ 


অক্ষম এবং আমাদের অপূর্ণ উপলব্ধি এ সব হযরত-এর অন্ধ আনুগত্য 
ব্যতিরেকে এব্যাপারে অসহায় ও দুর্ভাগা ৷ [ও 
“হা, বুদ্ধিবৃত্তি অবশ্যই দলীল, কিন্তু দলীল হবার ক্ষেত্রে অপূর্ণ এবং তা 
কখনো পূর্ণ নিশ্চয়তা, আস্থা ও বিশ্বাস সৃষ্টির পর্যায়ে. পৌঁছুতে পারে না। পরিপূর্ণ 
আস্থা ও প্রত্যয় কেবল আম্বিয়া “'আলায়হিমু'স-সালামের নবৃওত দিতে পারে যার 
সঙ্গে চিরন্তন শাস্তি ও পারলৌকিক পুরস্কার জড়িত ।”১ 
এঁশী জ্ঞান ও নবৃওত 

নবূওত আল্লাহ্‌র রহমত আর তা এজন্য যে, তা আল্লাহ তা'আলার পবিত্র 
সত্তা ও গুণাবলীর পরিচয় লাভের মাধ্যম যা সর্বপ্রকার . ইহলৌকিক ও 
পারলৌকিক সৌভাগ্য সম্বলিত । নবৃওতের এই সম্পদ থেকেই এ কথার জ্ঞান ও 
বৈশিষ্ট্য ধরা পড়ে যে, আল্লাহ্‌র তা“আলার উপযোগী শান কী আর অনুচিত তথা ' 
অনুপযোগীই বা কী? এজন্য যে, আমাদের অদূরদর্শী ও অক্ষম বুদ্ধি যা সম্ভাবনা 
ও সৃষ্টির কলংক ও ক্রটি দ্বারা কলংকিত সে কি করে জানবে আল্লাহ তা'আলা 
যিনি চিরন্তন ও অসৃষ্ট কোদীম), কোন্‌ নাম, গুণ ও কর্ম তীর শানের উপযোগী 
যেগুলো আত্মস্থ করা যায় আর কোনগুলো অনুপযোগী ও অসমীচীন যেগুলো 
থেকে এড়িয়ে চলা যায়। কেননা অধিকাংশ সময় এমন হয় যে, আপন ক্রটির 
দরুন আমাদের বুদ্ধি পূর্ণতাকে অপূর্ণ আর অপূর্ণতাকে পূর্ণ জ্ঞান করে। এই 
পার্থর্য জ্ঞাপক বৈশিষ্ট্য যো নবৃওত জন্ম দেয়) অধমের মতে, সর্বপ্রকার জাহিরী 
ও বাতেনী (প্রকাশ্য ও অপ্রকাশ্য) নে*মতের চেয়ে বেশি সে বড় হতভাগা যে 
অনুপযোগী ও অসমীচীন বিষয় ও অভদ্রোচিত বন্তুগুলো সেই পবিত্র সত্তার সঙ্গে 
সম্বন্ধযুক্ত করে। নবুওতই বাতিলকে হকের থেকে পৃথক করে এবং সে সবের 
ভেতৃর যেগুলো ইবাদতের হকদার নয় ও হকদার-__পার্থক্য সৃষ্টি করে দিয়েছে। 
নবৃওতের মাধ্যমেই এই সব হযরত (আষশ্বিয়া আলায়হিমু*স-সালাম) আল্লাহ্‌ 
তা“আলার রাস্তার দিকে মানুষকে দাওয়াত দিয়ে থাকেন এবং আল্লাহ্‌র 
বান্দাদেরকে আল্লাহ্‌র নৈকট্য ও মাওলার মিলন সৌভাগ্য দ্বারা ধন্য করে থাকেন 
এবং এই নবুওতের দারা ‘আলা ও জাল্লা মালিক কিসে সন্তুষ্ট হন সেই সন্তুষ্টির 
জ্ঞান লাভ হয় যেমন উপরে বর্ণিত হয়েছে এবং এর পার্থক্য ধরা পড়ে যে, তার 
রাজ্যে বৈধ ও অনুমোদিত কোনটি আর কোনৃটি অবৈধ ও অননুমোদিত ৷ 
নবৃওতের এধরনের উপকারিতা অনেক । অতএব এটা প্রমাণিত যে, আম্িয়াই 
কিরামের আবির্ভাব ও আগমন আল্লাহ্‌র রহমত । যে ব্যক্তি নফসে আম্মারার (মন্দ 
১. খাজা আবদুল্লাহ ও উবায়দুল্লাহুর নামে লিখিত, পত্র নং ২৬৬/১; 


১৭৬ - হযরত মুজাদ্দিদ আলফেছানী রে) 

কর্মের, পাপ কর্মের প্ররোচক নফ্স) কামনা-বাসনার অনুসারী হয়ে অভিশপ্ত 
শয়তানের নির্দেশে নবুণ্ততকে অস্বীকার করে এবং নবৃওতের বিধি-নিষেধ ও 
চাহিদা মুতাবিক আমল না করে তবে সেক্ষেত্রে নবুওতের অপরাধ কোথায় আর 
- তজ্জন্য নবুওতই বা রহমত হবে না কেন?”১ - 

আদ্িয়া-ই কিরামের মারফতেই আল্লাহর পরিচয় লাভ ঘটে 

“যেহেতু আম্বিয়া “আলায়হিমু'স-সালাতু ওয়া'স-সালামের অব্যাহত ধারার 
কারণে আল্লাহ্‌র দিকে (যিনি আসমান-যমীনের অষ্টা) তাদের দাওয়াত প্রদানের 
খ্যাতি ঘটল এবং এ সব হযরতের কালাম ও পয়গাম তথা কথা ও বার্তা সমুন্নত 
হল, তখন প্রতিটি যুগের নির্বোধেরা যারা নিখিল বিশ্বের স্রষ্টার প্রমাণের ব্যাপারে 
দ্বিধারিত ও সংশয়গ্রস্ত ছিল, নিজেদের ভুল সম্পর্কে অবহিত হয়ে বেএখভিয়ার 
ষ্টার অস্তিত্ব স্বীকার করে নিল এবং বস্তুসামঘী ও সৃষ্ট জীবজগতকে তীর দিকে 
সম্পর্কিত করল। এই আলোক-রশ্মি হযরত আধিয়া-ই কিরামের আলোকম- 
1লাসমূহ থেকেই গৃহীত এবং এই নে'মত আধিয়া-ই কিরামের নে'মতের খাঞ্চা 
থেকেই মিলেছে। আল্লাহ্‌র দরূদ ও সালাম বর্ষিত হোক কিয়ামত বরং অনন্তকাল 
অবধি। - 

“ঠিক তেমনি (কুরআন হাদীসের) সেই সমস্ত বাণী (৬১৪%) যা আমাদের 
পর্যন্ত আছিয়া 'আলায়হিমু'স-সালাম কর্তৃক, পৌঁছানোর দরুন পৌঁছেছে, যেমন 
আল্লাহ পাকের পবিত্র সত্তার পূর্ণাঙ্গ গুণাবলী, আন্বিয়া-ই কিরামের নবৃওত, 
ফেরেশতাদের নিষ্পাপ (৬-০) হওয়া তৌদের উপর দরূদ, সালাম ও বরকত 
নাযিল হোক), হাশর-নশর, বেহেশ্ত-দোযখের অস্তিত্ব, জান্নাতের চিরস্থায়ী সুখ- 
শান্তি এবং জাহান্নামের চিরন্তন শাস্তি এসব এবং এধরনের অন্যান্য বন্তুসামত্রী 
যেই গুলি সম্পর্কে শরীয়ত আমাদেরকে অবহিত করে, খবর দেয়। বুদ্ধি এগুলো 
পেতে অক্ষম, এওঁ সব.হ্যরত (আধ্বিয়া-ই ফিরাম)-দের থেকে না শুনে সেগুলো: 
প্রমাণ করতে অক্ষম এবং এককভাবে যথেষ্ট নয় 1২. 
ঈমানের সঠিক স্তর বিন্যাস (সহীহ তরতীব) 

“সর্বপ্রথম রসূলের উপর ঈমান আনতে হবে এবং তীর রিসালতকে সত্য 
করা যায় এবং তীর মাধ্যমে সন্দেহ ও সংশয়ের নিশ্চিত অন্ধকার থেকে মুক্তি 
"১ খাজা আবদুল্লাহ ও উবায়দৃল্লাহ্র নামে লিখিত, পত্র ২৬৬/১; 

২. খাজা ইবরাহীম কুবাদয়ানীর নামে লিখিত, পত্র ২৩/২; 


> 
/ 


হযরত মুজাদ্দিদ -এর সংস্কার ও পুণর্জাগরণমূলক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু ১৭৭ 
মেলে । এই ঈমানের মূল আর এ মূল সম্পর্কে প্রথমে যুক্তিসিদ্ধ ও অবহিত হতে 
হবে যাতে করে সমস্ত শাখা-প্রশাখা সম্পর্কে অবলীলায় যুক্তিসিদ্ধ ও অবহিত 
হওয়া যায়। প্রতিটি শাখা-প্রশাখাকে আসল, সুদৃঢ় ও সুপ্রমাণিত করা ব্যতীত 
যুক্তিযুক্ত করা বড় কঠিন। 

«এই সত্যতা অবধি পৌঁছা এবং আত্মিক প্রশান্তি লাভের নিকটতর রাস্তা হল 
যিক্র-ই ইলাহী তথা আল্লাহ্র যিক্র । আল্লাহ তা'আলা বলেন ঃ 

০০০ ৪১৮২৭] ডু পিএ এস উর 89 yr 

“মনে রেখ, আল্লাহ্র যিক্র দ্বারাই আত্মিক প্রশান্তি লাভ ঘটে । যারা ঈমান 

এনেছে ও নেক কাজ করেছে তাদের জন্য সুসংবাদ ও সর্বোত্তম আশ্রয়স্থল ৷” 

“গভীর অনুধ্যান, গবেষণা ও যুক্তি-প্রমাণের পথে এই মহান লক্ষ্যে পৌঁছা 
অসম্ভব ৷ কবির ভাষায় ৪ 

An U3 JY Gal Al 
৪ পে ক ৩০ ০৯৯ Al 

"যুক্তিবাদীদের পা হচ্ছে কাষ্ঠ নির্মিত, আর কাষ্ঠ নির্মিত পা হয় নড়বড়ে ও 
নিয়ন্ত্রণ বহির্ভূত ।”১ 
আধিয়া-ই কিরামের রিসালত মান্যকারিগণ যুক্তিবাদী 

“জানা দরকার যে, আন্িয়া-ই কিরামকে যারা অনুসরণ করেন, অনুকরণ 
করেন তারা তাদের নবৃওতকে প্রমাণ করবার পর এবং তাদের রিসালত সত্য 
বলে স্বীকার করবার পর তাদেরকে ঘুক্তিবাদীদের অন্তর্গত ধরতে হবে । আর 
এদের এঁ সব হযরতদের কথাকে দলীল ছাড়াই মেনে নেওয়া, সেই সময় 
(তাদের নবৃওতকে যুক্তি-প্রমাণের সাথে মেনে নেবার পর) যুক্তি-প্রমাণ সিদ্ধা। 
যেমন একজন একটি মূলনীতিকে যুক্তি-প্রমাণের সাহায্যে গ্রহণ করে নিলেন। 
এর পর তার অর্থাৎ উক্ত মূলনীতির আওতায় যত শাখা-প্রশাখা জন্ম নেবে তা 
সবই এ প্রথম দলীল-প্রমাণের সঙ্গে সম্পর্কিত হবে এবং সেই ব্যক্তি সেই মূল- 
নীতির দলীল-প্রমাণ সহকারে এ সমস্ত শাখা-প্রশাখার সমর্থনে দলীল- প্রমাণের 
অধিকারী হবেন। 


০০ 


01:55 5 থ। GI ঢায সিএ তে ও] (28 ওত এ না 


১. মীর মুহাম্মদ নু'মানের নামে লিখিত, পত্র ৩৬/৩ 
১২ 


১৭৮ হযরত মুজাদ্দিদ আলফেছানী রে) 


এত ০০০০ SLAG ol, 
দান করেছেন। আর আল্লাহ আমাদেরকে হেদায়াত দান না করলে আমরা 
হেদায়াত পেতাম না। নিশ্চিতই আমাদের প্রভু- প্রতিপালকের রসূল সত্যসহ 
আগমন করেছেন। আর শান্তি বর্ধিত হোক তাদের উপর যারা হেদায়াতের 
আনুগত্য করেছে।”১ 
আশ্বিয়া-ই কিরামের শিক্ষামালাকে স্বীয় জ্ঞান-বুদ্ধির অধীনে আনয়ন 
নবুওত অস্বীকৃতির নামান্তর 

“পাপ-পুণ্যের হিসাব, তৃলাদণ্ড (মীযান) স্থাপন, পুলসিরাত সত্য । যেহেতু 
সত্য সংবাদবাহক (আ) এসবের সংবাদ দান করেছেন। নবূওতের তরীকা 
সম্পর্কে অজ্ঞ কারো কারোর এ সবের অস্তিত্বকে অসম্ভব জ্ঞান করা বিশ্বাসের 
অধঃপতন । কেননা নবৃওতের পথ বুদ্ধির পথের উর্ধ্বে । আম্বিয়া-ই কিরাম প্রদত্ত 
সত্য শিক্ষামালা ও তথ্যসমূহকে বুদ্ধির আলোচনা-সমালোচনার নিরীখে ও 
বোধের দৃষ্টিতে সামঞ্জস্য বিধান করতে চাওয়া প্রকৃতপক্ষে নবুওতের পথকেই 
অস্বীকার করা । এসব বুদ্ধি-বহির্ভূত বিষয়ে আধিয়া-ই কিরামের কথাকে শর্তহীন 
ও প্রশ্নীতীতভাবে আমাদের মানতে হবে ।”২ 


যুক্তি-বুদ্ধি বিরোধী এবং যুক্তিবুদ্ধির উর্ধের মধ্যে পার্থক্য 

“একথা মনে কর না যে, নবৃওতের পথ ও পন্থা যুক্তিবুদ্ধি বিরোধী অথবা 
অযৌক্তিক বরং প্রকৃত ব্যাপার এই যে, বুদ্ধির পথ ও পন্থা (জ্ঞান ও ঘুক্তি-প্রমাণ) 
আধ্দিয়া-ই কিরামের অনুসরণ অনুকরণ ব্যতিরেকে সেই মহান লক্ষ্য অবাধে 
পৌছতে পারি না। যুক্তি-বুদ্ধি বিরোধী এক জিনিষ আর যুক্তি-বুদ্ধি বহির্ভূত বা 
উর্ধে ভিন্ন জিনিষ । কোন চিন্তা-চেতনা কেবল তখনই বিচার-বিবেচনা করা যায় 
যখন বোধ ও উপলদ্ধি এর প্রকৃতি সম্পর্কে ধারণা করতে পারে। 


আল্লাহ্‌র প্রতি ভক্তি-শ্রদ্ধা প্রদর্শনের পন্থা কেবল নবীদের মাধ্যমেই 
জানা যায় 

“আধ্িয়া-ই কিরাম (আ)-এর ব্যতিরেকে গত্যত্তর নেই। কেননা দয়াল প্রভুর 
(যার অস্তিত্ব যুক্তি-বুদ্ধির দিক দিয়ে অবধারিতভাবেই প্রমাণিত ও অপরিহার্য) 


৯. সীর মুহাম্মদ নু'মানের নামে লিখিত, পত্র৩৬/৩, ২. ২৬৬/১; 
২. খাজা বাকী বিল্লাহ্র পুত্রদ্বয় খাজা “আবদুল্লাহ ও উবায়দুল্লাহর নামে লিখিত, পত্র ২৬৬/১; 


হযরত মুজাদ্দিদ -এর সংস্কার ও পুণর্জাগরণসূলক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু. ১৭৯ 
কৃতজ্ঞতার দিকে পরিচালিত এবং সেসব অনুগ্রহ প্রদর্শনকারীর প্রতি জ্ঞানগত ও 
বাস্তব ভক্তি-্রদ্ধা কিভাবে প্রদর্শন করতে হবে তা তীর কাছ থেকে জেনে নিয়ে 
জানিয়ে দেন। কেননা আল্লাহ্‌র নিকট থেকে না জেনে তীর প্রতি ভক্তি-শ্রদ্ধা 
প্রদর্শন তীর মর্যাদা উপযোগী নয়। আর তা এজন্য যে, মানবীয় ক্ষমতা তা ধা- 
রেণা করতে অক্ষম বরং অধিকাংশ সময় দেখা যায় মানুষ অশ্রদ্ধা ও অভক্তিকেই 
তক্তি-শ্রদ্ধা বলে ধরে নিয়েছে এবং কৃতজ্ঞতাকে নিন্দা ও কুৎসার দিকে টেনে নিয়ে 
গেছে। আল্লাহ্র ইবাদত ও সম্মান-শ্রদ্ধা জ্ঞাপনের পন্থা নবৃওতের মাধ্যমেই জানা 
যায় এবং আহ্িয়া-ই কিরাম প্রদত্ত জ্ঞান ও শিক্ষামালার উপর তা নির্ভরশীল। 
আওলিয়া-ই কিরামের প্রতি যে ইলহাম হয়ে থাকে তাও নবৃওতের আলোক-রশ্মি 
থেকেই গৃহীত এবং আধিয়া 'আলায়হিমুম্স-সালামের আনুগত্য ও অনুসরণের 
ফয়েয ও বরকত থেকে প্রাপ্ত ।”১ 
পঞ্চেন্তিয়ের তুলনায় যেমন বোধ-বুদ্ধি, তেমনি বুদ্ধি-বোধের তুলনায় 
নবৃওতের মর্যাদা শ্রেষ্ঠতর 
- জ্ঞান-বুদ্ধির মর্যাদা ও শ্রেষ্ঠত্ব যেমন পঞ্চেন্দ্রিয়ের উপর, যেমন পঞ্চইন্দ্িয়ের 
সাহায্যে যে সম্পর্কে জ্ঞান লাভ করা যায় না, জ্ঞান-বুদ্ধির সাহায্যে তা লাভ করা 
যায়। তেমনি নবৃওতের তরীকা জ্ঞান-বুদ্ধির পন্থার চেয়ে শ্রেষ্ঠতর। জ্ঞান-বুদ্ধির 
সাহায্যে যা পরিমাপ করা যায় না তা নবুওতের মাধ্যমে উপলব্ধিতে ধরা পড়ে । 
যে ব্যক্তি জ্ঞান-বুদ্ধির পন্থা ব্যতিরেকে জ্ঞান অর্জনের আর কোন পন্থার কথা 
স্বীকার করে না বস্তুত-পক্ষে সে নবৃওতী তরীকাই স্বীকার করে না এবং সে 
হেদায়েতের বিরোধী ।”২ 
নবৃওতের মকাম 

গ্রীসের জ্ঞান-বিজ্ঞান ও দর্শনের ভেতর (যা শতাব্দীর পর শতাব্দী ধরে 
আহিয়া-ই কিরামের দাওয়াত এবং নবৃওতের আলোক-রশ্মি থেকে বহু দূরে 
লালিত-পালিত ও বর্ধিত হচ্ছিল) দিনরাত মশগুল থাকা এবং একেই জ্ঞান- 
প্রজ্ঞার চূড়ান্ত পর্যায় মনে করা, অপর দিকে কিতাব ও সুন্নাহর পথ-প্রদর্শন এবং 
এগুলো সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান, হাদীস, সীরাত (আধ্বিয়া-ই কিরামের বাণী ও 
জীবন-চরিত)-এর প্রতি আকর্ষণ ব্যতিরেকেই দৈহিক ব্যায়াম বা শারীরিক 
ভ্রীড়া-কসরত, আত্মহনন ও চিল্লাকাশীর ভেতর সার্বক্ষণিকভাবে ডুবে থাকার 
কারণে বিগত শতাব্দীগুলোতে (যে শতাব্দীগুলোর সূচনা হয়েছে স্পষ্টত খৃ. অষ্টম 


১. ইবরাহীম কুবাদয়ানীর নামে লিখিত, পত্র ২৩/৩; 
২. প্রাগুক্ত; 


১৮০ হযরত মুজাদ্দিদ আলফেছানী (র) 

শতাব্দী থেকে) নবৃওতের মকাম তথা অবস্থানগত মর্যাদা সম্পর্কে কেবল এক 
ধরনের অপরিচিতি ও বিকর্ষণই নয় বরং এক রকমের অচেনা ও ভীতি সৃষ্টি হতে 
চলেছিল এবং যেহেতু আঘিয়া 'আলায়হিমু'স-সালামের অবস্থা এমনিকি স্বয়ং নবী 
করীম (স)-এর জীবন-চরিত এঁ সব দার্শনিক পণ্ডিত ও মরমীবাদীদের সামনে 
এভাবে আসত যে, এই সব পনিব্রাত্া সাধারণ মানুষের মত জীবন যাপন 
করতেন, বিয়ে-শাদী করতেন, সন্তান-সন্ততি থাকত, হাটে-বাজারে চলাফেরা 
করতেন, কোন কোন সময় তীরা ব্যবসা-বাণিজ্যও করেছেন, পশুপাল চরিয়েছেন, . 
যুদ্ধে অংশগ্রহণ করেছেন, বিভিন্ন ঘটনা দ্বারা প্রভাবিত হতেন,খুশীর কথায় খুশী 
হতেন,দুঃখ ও ব্যথা-বেদনায় চিন্তিত ও বিধাদযুক্ত হতেন,তাদের জীবনে কোন 
কষ্ট-ক্লেশদায়ক ইবাদত ছিল না,না ছিল বছরব্যাপী,জীবনব্যাপী সিয়াম সাধনা ও 
চিল্লাকাশী যার উল্লেখ মধ্যম স্তরের আওলিয়া-দরবেশ ও সাধুদের জীবনে পাওয়া 
যায়। এরপর (অল্প বিস্তর যে সময়টুকু পাওয়া যায় তাও) রিসালতের দাওয়াত ও 
তাবলীগী দায়িত্ব পালন করতে গিয়ে আল্লাহ্‌র মাখলুকের দিকে তাদেরকে 
মনোযোগ দিতে হয়। এ ছাড়া তীদের দায়িত্‌ ও কর্তব্য কর্ম পালন হতে পারত 
না। আর একদিকের মনোযোগ অপর দিকের মনোযোগের প্রতিবন্ধক হয়ে 
থাকে । এজন্য নব্য-প্লেটোবাদী ও অধ্যাত্ববাদী এ সব মহলে যেখানে দীনী ইল্ম 
তথা ধৰ্মীয় জ্ঞান বিশেষত হাদীসের সঙ্গে গভীর পরিচয় ছিলনা এবং যেখানে 
আওলিয়া-ই মুতাকাদ্দিমীন (প্রথম দিককার ওলীগণ) ও নব্য প্লেটোবাদীদের 
আধ্যাত্মিক উন্নতি, পরিপূর্ণ নিঃসঙ্গ ও নিভৃত জীবন যাপন, আত্মবিলোপ ও 
অনুপস্থিতির ঘটনাবলী দিনরাত তাদের মুখেমুখে ফিরে-_এ ধারণা ব্যাপক হতে 
চলেছিল যে, ওলীর মকাম নবৃওতের মকামের তুলনায় উত্তম আর ওলীর 
বিলায়েত গোটাটাই শ্রষ্টার প্রতি মনোনিবেশ এবং সৃষ্টিজণতের সঙ্গে 
সম্পর্কচ্যিতির নাম আর নবুওতের বিষয়-বস্তু হল দাওয়াত যার সম্পর্ক হল সৃষ্টির 
সঙ্গে । ওলীআল্লাহর প্রতি সার্বক্ষণিক মনোযোগী থাকেন আর নবী থাকেন সৃষ্টির 
প্রতি। আর শরষ্টার প্রতি মনোযোগ সৃষ্টির প্রতি মনোযোগী হবার অবস্থার তুলনায় 
উত্তম ও শ্রেষ্ঠ। কেউ কেউ অবশ্য এক্ষেত্রে এতটুকু সতর্কতা অবলম্বন করে 
রলেছেন যে, ওলীর বিলায়েত নবীর নবৃওত থেকে মোটের উপর উত্তম নয়। যারা 
এমনটি বলেছেন তাদের একথা বলার অর্থ এই যে, নবীর বিলায়েত তীর নবৃওত 
থেকে উত্তম এবং নবী যখন সষ্টাকে নিয়ে মশগুল হন তখন তীর এই অবস্থা সেই 
অবস্থা থেকে উত্তম যখন তিনি দাওয়াত ব্যাপদেশে সৃষ্টিজগতের সঙ্গে মশগুল 
হন। কিন্তু এই চিন্তাধারা এই কথার প্রমাণ দেয় যে, বিলায়েতের মকামের 


হযরত মুজাদ্দিদ -এর সংস্কার ও পুণর্জাগরণমুলক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু. ১৮১ 


“আজমত, তার কামালিয়াত ও উন্নতি ছারা ভীতি মুসলমানদেরও এক বিরাট 
বিস্তৃত ধৰ্মীয় মহলে সৃষ্টি হতে চলেছিল যা মুসলিম উন্মাহ্র আসল উৎস নবৃওত 
ও শরীয়তের সঙ্গে সম্পর্কের উপর প্রভাব ফেলছিল। আর এটা ছিল এমন এক 
বিপদ যার মুকাবিলা করা ইসলামের মুজাদ্দিদ এবং আধিয়া-ই কিরামের 
প্রতিনিধিবর্ণের জন্য জরুরী ছিল! 

আমাদের জানামতে, এব্যাপারে সর্বপ্রথম জোরালো দলীল-প্রমাণসহ ও 
আবেগোদীপক পন্থায় হি. অষ্টম শতকের মধ্যভাগে ভারতবর্ষের মশহুর ওলীয়ে 
“আরিফ ও তত্ৃজ্ঞ সূফী হযরত শায়খ শরফুদ্দীন ইয়াহইয়া মুনয়ারী (হি. ৬৬১- 
৭৮৬) আওয়াজ তোলেন এবং স্বীয় মকতুবাতে একে জোরালোভাবে প্রত্যাখ্যান . 
করেন।১ তিনি এতদূর পর্যন্ত লিখেছেন যে, আব্বিয়া-ই কিরামের একটি নিঃশ্বাস 
আওলিয়া-ই ইজামের গোটা যিন্দেগী থেকে উত্তম । আধিয়া-ই কিরামের মাটির 
দেহ আপন পরিচ্ছন্নতা, পবিত্রতা ও ধশী নৈকট্যের ক্ষেত্রে আওলিয়া-ই কিরামের 
দিল ও দিমাগ, তাদের একান্ত ও নিভৃত কানাকানির তুল্য ।২ 

হযরত মখদুম বিহারীর পর পুনরায় হযরত মুজাদ্দিদ আলফেছানীই এই 
বিরাট জ্ঞান-সমুদ্র এবং এই হি. ২য় সহস্াব্দের মুজাদ্দিদ ও সমাপ্তকারী হন। 
তিনি তার মকতুবাতসমূহে প্রমাণ করেন যে, আধিয়া-ই কিরাম আ) 
“আকীদাগত, আধ্যাত্মিক, মেধাগত ও সৃষ্টিগতভাবেই আন্মাহ তাআলার 
শিল্পনৈপুণ্যের এবং ক্ষমা ও বদান্যতা গুণের সর্বোত্তম নমূনা হয়ে থাকেন। 
আল্লাহ্র সঙ্গে তাদের সম্পর্ক এত ঘনিষ্ঠ ও নিবিড় হয়ে থাকে যে, কোন 
মনেযোগ, দৃকপাত ও ব্যস্ততাই সেই সম্পর্কের মাঝে অন্তরায় সৃষ্টি করতে পারে 
না। এটা সেই বক্ষ সম্প্রসারণেরই নতীজা যন্দারা আল্লাহ তাআলা তাদেরকে 
নির্দিষ্ট করে থাকেন। তাদের উদার মহানুভবতা, সহ্যশক্তি,চিত্তের প্রশস্ততা এবং 
তাঁদের পয়গাম ও কর্মের যো তাদেরকে সোপর্দ করা হয়ে থাকে) চাহিদা ও দাবী 
চিরন্তন স্বাভাবিকতা (১৬২০), সার্বক্ষণিক সজাগ ও জাগ্রতাবস্থা, উপস্থিত 
বুদ্ধি ও সজাগ-সচেতন অনুভূতি যা বিলায়েতের অধিকারী ওলী-দরবেশদের 
নেই। আহিয়া-ই কিরামের যেখানে শুরু আওলিয়া-ই ইজামের সেখানে শেষ 
অর্থাৎ আওলিয়া-ই ইজামের কামালিয়তের শেষ ধাপ যেখানে সেখান থেকে 
নবীদের যাত্রা শুরু হয়। নবুওতের অনুসরণ ও আনুগত্যে ফরযসমূহের মাধ্যমে 
নৈকট্য লাভ ঘটে যেখানে নফলের দ্বারা নৈকট্যে পৌঁছুতে পারে না ৷ বিলায়েতের 


১. ইসলামী রেনেসার অগ্রপথিক, ৩য় খণ্ড দেখুন। 
২. প্রাগুক্ত; 


১৮২ হযরত মুজাদ্দিদ আলফেছানী (র) 
কামালিয়াত নবুওতের কামালিয়াতের মুকাবিলায় ততটুকু গুরুত্ব রাখে যতটুকু 
রাখে এক ফোটা পানি সমুদ্রের বিপুল বারিরাশির মুকাবিলায়। এখন পাঠক 
মুজাদ্দিদ সাহেবের লেখনীর ভাষায় সেই সব হাকীকত ও উন্নত ইল্মের কথা 
শুনুন। 
আধ্বিয়া-ই কিরাম (আ) আল্লাহ্র সর্বোত্তম সৃষ্টি এবং সর্বোত্তম সম্পদ 
তাদেরকেই দেওয়া হয়েছে 

“আধ্বিয়া-ই কিরাম (আ) সমগ্র সৃষ্টিজগতের মধ্যে আল্লাহ্‌র সর্বোত্তম সৃষ্টি 
আর সর্বোত্তম সম্পদই তাদেরকে দান করা হয়েছে। বিলায়েত নবৃওতের অংশ 
মাত্র আর নবৃওত হল সমগ্র । ফলে নিঃসন্দেহে নবৃওত বিলায়েতের তুলনায় উত্তম 
হল- চাই তা নবীর বিলায়েতই হোক অথবা ওলীর বিলায়েতই হোক । অনন্তর 
স্বাভাবিক অবস্থা ইশ্ক-উন্মত্ত অবস্থা থেকে উত্তম। এজন্য যে, স্বাভাবিক অবস্থার 
ভেতর মত্তাবস্থা নিহিত যেমন বিলায়েত নবুওতের মাঝে নিহিত। অবশিষ্ট একক 
সচেতন অনুভূতি ও জাথতাবস্থা যা সাধারণ মানুষেরথাকে_-আলোচনা বহির্ভূত । 
এই সাধারণ ও স্বাভাবিক অবস্থার উপর প্রাধান্য দান কোন অর্থ বহন করে না। 
মত্তাবস্থা-নির্ভর স্বাভাবিক অবস্থা তো অবশ্যই মস্তাবস্থা থেকে উত্তম । ইলমে 
শরীয়ত যার উৎস হল নবূওত সরাসরি ধীর-স্থির ও স্বাভাবিক অবস্থা ৫.০) 
হিসাবে কথিত। এই ইলম-এর বিরোধী যা কিছু হবে তা হবে ১০. বা 
মত্তাবস্থা। মত্তাবস্থার অধিকারী ক্ষমার্থ। অনুসরণ-অনুকরণযোগ্য হল স্বাভাবিক 
জ্ঞান ও প্রাকৃতিক জ্ঞান, মত্তারস্থা জ্ঞান নয়।”১ 
চিত্ত সম্প্রসারণের (১১. ০01১1) কারণে সৃষ্টিজগতের প্রতি আঘিয়া- 
ই কিরামের মনোযোগ আল্লাহ্‌র প্রতি মনোনিবেশের প্রতিবন্ধক হয়না 

“কতক মাশায়েখ আধ্যাত্মিক ভাবোন্মত্ত অবস্থার মুহুর্তে বলেছেন যে, 
বিলায়েত নবৃওতের তুলনায় উত্তম। আবার অপর কতক লোক বলেছেন যে, এই 
বিলায়েত বলতে নবীর বিলায়েত বুঝানো হয় যাতে নবীর উপর ওলীর ফযীলতের 
ধারণা ও কল্পনাও যেন দুর হয়ে যায়। কিন্তু প্রকৃতপক্ষে ব্যাপারটা এর বিপরীত । 
এজন্য যে, নবীর নবৃওত তীর বিলায়েত থেকে উত্তম। বিলায়েত-এ বক্ষের 
সংকীর্ণতার কারণে সৃষ্টির দিকে পুরোপুরি মনোনিবেশ হতে পারে না এবং 
নবুওতে বক্ষের বিপুল ব্যাপ্তি ও প্রসারতার দরুন আল্লাহ্র প্রতি মনোযোগ 
১. মিঞা সায়্যিদ আহমদ বিজওয়াড়ীর নামে লিখিত পত্র, ১০৮/১; 


হযরত মুজাদ্দিদ -এর সংস্কার ও পুণর্জাগরণমূলক কর্মকাণ্ডের কেন্দুবিন্দু ১৮৩ 


প্রতি মনোযোগ আল্লাহ্‌র প্রতি মনোনিবেশের ক্ষেত্রে অন্তরায় হয় না। নবুওতের 
ভেতর এককভাবে সৃষ্টির প্রতি মনোনিবেশ হয়না যাতে বিলায়েতকে (যার আঁ 
ভমুখ ও মনোযোগ হয় আল্লাহ্‌র দিকে) অগ্রাধিকার প্রদান করা যায় ৷ 413 130০ 
এ আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলার আশ্রয় প্রার্থনা করি। অখণ্ড মনোযোগ 
সাধারণ লোকের বৈশিষ্ট্য । নবুওতের শান ও মর্যাদা এর থেকে উর্ধের। এই 
হাকীকত অনুধাবন করা প্রেমোম্মত্ত সুফীদের পক্ষে দুর | এই জ্ঞান দৃঢ় চিত্তের 
অধিকারী সচেতন লোকদের পক্ষেই বুঝা সম্ভব ।” 


নবীদের অভ্যন্তরীণ দিক আল্লাহমুখী এবং বাহ্যিক স্ৃষ্টিমুখী 

“কিছু কিছু মরমীবাদী সুফী বিলায়েতের জ্ঞানকে যা প্রেমোন্ত্ত 
অবস্থাতিমুখী, নবৃওতের “ইলমের উপর যা ধীরস্থির ও ভারসাম্যপূর্ণ __অগ্রাধিকার 
প্রদান করেন। আর এই প্রেমোন্মত্ত অবস্থারই উক্তি 8 5) ১০-১৪| নুঠঠা। 
“নবৃওত থেকে বিলায়েত উত্তম।” এক্ষেত্রে তাদের যুক্তি হল, বিলায়েতে আল্লাহ 
তা'আলার দিকে মনঃসংযোগ ঘটে আর নবৃওতের সৃষ্টি অভিমুখে । আর এতে 
কোন সন্দেহ নেই যেসৃষ্টিমুখী হবার তুলনায় আল্লাহমুখী হওয়া উত্তম। কেউ 
কেউ এর ব্যাখ্যায় বলেন বে, নবীর বিলায়েত তাঁর নবৃওত থেকে উত্তম” 

“অধমের মতে, এধরনের কথা অর্থহীন ও অনভিপ্রেত। এজন্য যে, নবুওতে 
সৃষ্টির দিকেই কেবল মনোযোগ দেওয়া হয় না,বরং সৃষ্টিমুখী মনোযোগের সাথে 
আল্লাহর দিকেও মনোযোগ থাকে । মকামে নবৃওতের অধিকারীর অভ্যন্তর 
আল্লাহ্‌র সঙ্গী হয়ে থাকে আর বাহ্যিক হয় সৃষ্টিমুখী। যাদের গোটা মনোযোগই 
সৃষ্টিমুখী তারা হয় রাজনীতিবিদ নতুবা জাহিলদের অন্তর্গত ৷” 


“ওলী-আওলিয়ার শুরু, নবী-রসুলদের শেষ” এই উক্তির প্রত্যাখ্যান 
“এই উক্তি একেবারেই অর্থহীন যে, ওলী-আগলিয়ার যেখানে শুরু নবী- 
রসুলদের সেখানে শেষ । ওলী-আওলিয়ার শুরু এবং নবী-রসুলদের শেষ, তাদের 
মতে এর দ্বারা শরীয়ত বোঝান হয়েছে। যেহেতু তার প্রকৃত অবস্থা সম্পর্কে জানা 
নেই সেজন্য এই ধরনের কথা যবান থেকে সে বের করতে পেরেছে। এই 
ধরনের বিষয় আর কেউ বর্ণনা করেনি বরং অধিকাংশ লোক এর সম্পূর্ণ বিপরীত 
ধারণাই ব্যক্ত করেছে। আর এটি দুর্বোধ্য বলেই মনে হয়। কিন্তু যারা সত্য ও 
ন্যায়পন্থী, যারা আ্বিয়া আলাহিমু'স-সালামের বুযুপী ও মাহাত্ম্ের দিকটিও দেখে 
থাকেন এবং শরীয়তের 'আজমত ও মর্যাদা তার উপর ভর করে থাকে তারা 
এসব সুক্ষ রহস্যকে গ্রহণ করতে পারে এবং একে ঈমান বুদ্ধির ওসীলা বানাতে 


১৮৪ হযরত মুজাদ্দিদ আলফেছানী রে) 


পারে ।১ আহ্বিয়া-ই কিরাম (আ) দাওয়াতকে  সৃষ্টিজগতের উপর নির্ভরশীল 
রেখেছেন এবং কেবল কলব সম্পর্কে আলোচনা করেছেন। 

“হে বৎস! শোন; আবিয়া “আলায়হিমু'স-সালাম দাওয়াতকে সৃষ্টিজগতের 
উপর নির্ভরশীল রেখেছেন । হাদীস শরীফে আছে যে, ইসলামের বুনিয়াদ পাচটি 
জিনিষের উপর (কলেমা শাহাদাত তথা আল্লাহ্‌র ওয়াহদানিয়াতের পক্ষে সাক্ষ্য 
প্রদান, সালাত, সিয়াম, হজ্জ ও যাকাত)। আর যেহেতু হৃদয়ের সঙ্গে 
সৃষ্টিজগতের সর্বাধিক সম্পর্ক রয়েছে সেজন্য হৃদয় দিয়ে এসত্য গ্রহণেরও তাঁরা 
আহবান জানান এবং হৃদয়োর্ধ্ যে সব বস্তু রয়েছে সেগুলোকে তারা আলোচনার 
আওতায় আনেন নি,লক্ষ্য ও উদ্দেশ্যের মধ্যেও গণনা করেন নি। লক্ষ্য কর, 
বেহেশ্তের আরাম-আয়েশ, দোষখের জ্বালা-যন্ত্রণা ও অবর্ণনীয় কষ্ট, দীদারে 
ইলাহী-রূপ সম্পদ আর বঞ্চনার দারিদ্য-এসবই সৃষ্টিজণতের (আলমে খাল্ক) 
সঙ্গে সম্বন্ধযুক্ত - আলমে আম্র তথা অনুজ্ঞা জগতের এসবের সঙ্গে কোন সম্পর্ক 
নেই ।”২ 
নৰুওতের অনুসরণে কু'র্ব বি“ল-ফারাইদ অর্জিত হয় 

“ঠিক তেমনি ফরয, ওয়াজিব ও সুন্নতের আমলসমূহের যথাযথ আদায় । 
এর সম্পর্ক হল মানব দেহের সঙ্গে যা সৃষ্টিজগ্তের অন্তর্গত । আর যে সব আল- 
মে আমর তথা অনুজ্ঞা জগতের অংশ তা নফল আমলসমূহের অন্যতম । যে 
নৈকট্য এসব আমলের যথাযথ আদায়ের পরিণাম ফল তা আমল মাফিক হয়ে 
থাকে । নিঃসন্দেহে যে নৈকট্য ফরয আদায়ের ফল তা আলমে খাল্ক-এর অত 
এবং যে নৈকট্য নফল আদায়ের ফল তা আলমে আম্র-এর অংশ । আর এতে 
কোন সন্দেহ নেই যে, ফরযের মুকাবিলায় নফল কোন গণনার মধ্যেই বিবেচ্য 
নয়। তার মর্যাদা তো এতট্ুকুও নয় যতটুকু মর্যাদা এক বিন্দু পানির সমুদ্রের 
বিপুল বারিবাশির মুকাবিলায়। সুন্নতের মুকাবিলায় নফলেরও একই অবস্থা ৷ 
এথেকে এই দুই নৈকট্যের পারস্পরিক পার্থক্য ধারণা করা যেতে পারে এবং 
আলরে আমর-এর উপর আলমে খাল্ক-এর মর্যাদা ও বৈশিষ্ট্য এই পার্থক্য 
থেকে উপলব্ধি করা যাবে ।”৩ 


বিলায়াতের কামালিয়াত নবৃওতের ক্কামালিয়াতের মুকাবিলায় কোন 
গুরুত্ব বহন করে না 

“আল্লাহ তাআলা এই অধমের নিকট সুস্পষ্ট করে দিয়েছেন যে, 
বিলায়েতের কামালিয়াত নবুওতের কামালিয়াতের মুকাবিলায় কোনরূপ গণনার 
১. মখদুমবাদা শায়খ মিঞা মুহাম্মদ সাদেকের নামে পত্র, ২৬০/১; 
চপ মখদুমষাদা শায়খ মিঞা মুহাম্মদ সাদেকের নামে পত্র, ২৬০/১; 
৩. প্রাগুক্ত; 


হযরত মুজাদ্দিদ -এর সংস্কার ও পুণর্জাগরণমূলক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু. ১৮৫ 
মধ্যেই আসে না৷ অতটুকু হিসাবের মধ্যেও পড়ে না যতটুকু পড়ে এক বিন্দু 
পানির সমুদ্রের বিপুল বারিরাশির মুকাবিলায় । অতএব যে মর্যাদা ও বৈশিষ্ট্য 
নবৃওতের পথে হাসিল হয়ে থাকে তা বিলায়াতের পথে অর্জিত মর্যাদা ও 
বৈশিষ্ট্যের থেকে কয়েকগুণ বেশি । অনন্তর শ্রেষ্ঠতু ও মর্যাদা সাধারণভাবে ও 
সম্পূর্ণত আহ্বিয়া-ই কিরাম (আ)-ই লাভ করে থাকেন,আর ফেরেশতাগণ অংশত 
মর্যাদা লাভ করে থাকেন। এজন্য জমহুর “উলামায়ে কিরামের কথাই ঠিক। 

“এই বিশ্লেষণ থেকে পরিষ্কাররূপে প্রতিপন্ন হল যে, কোন ওলীই নবীর 
দর্জাই উপনীত হতে পারেন না (আ), বরং ওলীর মস্তকই নবীর পায়ের নীচে 
স্থাপিত হবে ।”১ 
“আলিম-উলামার জ্ঞান-গবেষণার বিশুদ্ধতা ও অগ্রাধিকারের কারণ 

“যে সমস্ত ক্ষেত্রে 'আলিম-উলামা ও সুফীদের মধ্যে মতভেদ রয়েছে,সে সব 
ক্ষেত্রে তুমি গভীরভাবে লক্ষ্য করলে দেখতে পাবে সত্য আলিম-উলামার পক্ষে 
রয়েছে। এর পেছনে রহস্য এই যে, আম্বিয়া-ই কিরামের পদাংক অনুসরণের 
কারণে 'আলিম-উলামার দৃষ্টি নবুওতের কামালিয়াত ও জ্ঞান অবধি পৌঁছে যায় 
আর সূকীদের দৃষ্টি বিলায়াতের কামালিয়াত ও তার ইল্‌ম ও মারিফতের ওপর 
সীমাবদ্ধ হয়ে যায় । অতএব নিঃসন্দেহে যে জ্ঞান নবুওতের আলোক-পুঞ্জ থেকে 
আহরিত ও গৃহীত তা অধিক বিশুদ্ধ, নির্ভুল ও যথার্থ হবে সেই জ্ঞানের তুলনায় 
যা বিলায়াতের মর্তবা থেকে আহরিত ও গৃহীত 1৮২ 
_ “অধম তীর সকল গ্রন্থে ও পত্রে লিখেছে এবং বিচার-বিশ্লেষণ করেছে যে, 
বারিবিন্দু। কিন্তু কি করা যাবে। একদল নবৃওতের কামালিয়াত পর্যন্ত না 
পৌঁছুনোর দরুন বলেছে, 5+! ০৯-4! 2221 বিলায়াত নবুওতের থেকে 
উত্তম। অপর এক দল এর এভাবে ব্যাখ্যা দিয়েছে যে, নবীর বিলায়াত তার 
নবূওত থেকে উত্তম। এই দুই দল নবুওতের হাকীকত তথা প্রকৃত তাৎপর্য না 
জানার কারণে অদৃশ্যের ওপর ফয়সালা দিয়ে বসেছে। এই ফয়সালারই নিকট- 
বৰ্তী প্রেমোন্মত অবস্থাকে সজ্ঞান ও সুস্থির অবস্থার ওপর প্রাধান্য দেওয়াও ৷ যদি 
তারা সজ্ঞান ও সুস্থির অবস্থার হাকীকত সম্পর্কে অবহিত হত তবে কখনোই 
প্রেমোনুত্ত অবস্থাকে সজ্ঞান ও সুস্থির অবস্থার সঙ্গে সম্পর্কিত করত না। 

18415 015 এ smi 


5. খাজা আবদুল্লাহ ও উবায়দুল্লাহ্‌র নামে লিখিত পত্র, ২৬৬/১ 
২. খাজা ‘আবদুল্লাহ ও উবায়দুল্লাহ্র নামে লিখিত পত্র, ২৬৬/১; 


১৮৬ হযরত মুজাদ্দিদ আলফেছানী রে) 

“সম্ভবত তারা বিশিষ্ট লোকদের (91166) সজ্ঞান ও সুস্থির অবস্থাকে 
জনসাধারণের সতর্ক ও জাগ্রতাবস্থার অনুরূপ ভেবে মত্তাবস্থাকে এর ওপর 
অগ্াধিকার দিয়েছে। ঠিক. তেমনি বিশিষ্ট লোকদের মত্তাবস্থা (১৫...) কে সাধারণ 
মানুষের নেশা ও মত্তাবস্থার অনুরূপ আখ্যায়িত করে একই রায় দেয়। কেননা 
বিজ্ঞজনদের নিকট এটা প্রমাণিত যে, সজ্ঞান ও সুস্থির অবস্থা মত্তাবস্থা (১..) 
থেকে উত্তম । যদি সঙ্ঞান, সুস্থির ও মত্তাবস্থা রূপক হয় তবুও, আর যদি 
আক্ষরিক অর্থেই হয় তবুও। এক্ষেত্রে অর্থের বা ব্যাখ্যার কোন হেরফের হবে 
না।”১ 


আন্বিয়া-ই কিরামের মর্যাদা নবুওতের কারণে 

“এতটুকু অবশ্যই বুঝতে হবে যে, আম্বিয়া “আলায়হিসু'স-সালাতু ওয়া*স- 
সালাম যা কিছু মর্যাদা ও বুযুগী লাভ করেছেন তা নবুওতের পথে লাভ করেছেন, 
বিলায়াতের পথে নয় । বিলায়াতের স্থান নবৃওতের জন্য একজন খাদেমের বেশী 
নয়। নবুওতের ওপর যদি বিলায়াতের আদৌ কোন অগ্রাধিকার কিংবা প্রাধান্য 
থাকত তাহলে মালা-ই আ'লা“র (সর্বোচ্চ উ্ধতিম আকাশের) ফেরেশতামগ্ুলী 
যাদের বিলায়াত সমস্ত বিলায়াতের তুলনায় অধিকতর কামিল-আধিয়া 
আলায়হিমু*স-সালাতু ওয়া*স-সালাম থেকে উত্তম হতেন। এই দলের একটি গ্রুপ 
যেহেতু বিলায়াতকে নবৃওতের তুলনায় উত্তম বলে মেনে নিয়েছে সেহেতু মালা-ই 
আ'লার বিলায়াতকে আহ্িয়া-ই কিরামের বিলায়াত থেকে পূর্ণতরো ভেবেছে এবং 
স্বাভাবিক কারণেই মালা-ই আ'লার ফেরেশতামগুলীকে আব্বিয়া-আলায়হিমু'স- 
সালাতু ওয়াস-সালাম থেকে উত্তম ধরে নিয়েছে বিধায় তারা জমহুর আহলে 
সুন্নত ওয়া'ল-জামা “আত থেকে পৃথক হয়ে গেছে। এসব কিছু ঘটেছে নবুওতের 
হাকীকত সম্পর্কে অনবধানতা ও অজ্ঞতার ফলে। যেহেতু নবৃওত যুগের থেকে 
দূরত্বের কারণে লোকের চোখে নবুৃওতের কামালিয়াত বিলায়াতের কামালিয়াতের 
মুকাবিলায় ক্ষুদ্র ও নি্পৃভ দৃষ্টিগোচর হয় সেজন্য এই বিষয়টাকে আমি এই 
অধ্যায়ে বিস্তৃত ও খোলাখুলিভাবে লিখলাম এবং প্রকৃত অবস্থার একটি ক্ষুদ্র অং 
বর্ণনা করলাম ৷ 


(812 08012 kG এত 0:75 COM GL atl চর 


Ne ২_ pil 


১. খানখানান-এর নামে পত্র, ২৬৮/১; 
২. খানখানান-এর নামে লিখিত পত্র, ২৬৮/১; 


হযরত মুজাদ্দিদ -এর সংস্কার ও পুণর্জাথরণমুলক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু ১৮৭ 
“হে আমাদের রব! আমাদের পাপ এবং কর্মে সীমালংঘন তুমি ক্ষমা কর, 
আমাদের পা সুদৃঢ় রাখ এবং কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে 
সাহায্য কর” (ত $ ১৪৮)। 


ঈমান বি’ল-গায়ব (অদৃশ্যে বিশ্বাস) আছ্গিয়া-ই কিরাম, সাহাবা, 
উলামা এবং সাধারণ মুমিনদের অংশ 

“বাদ হাম্দ ও সালাত! আমার বন্ধু ও ভাই মীর মুহিবুল্লাহ্র জানা দরকার 
যে, আল্লাহ্‌ তা'আলা ও. তীর সমুদয় গুণাবলীর ওপর অদেখা বিশ্বাস আছিয়া 
'আলায়হিমু'স-সালাতু ওয়া'ত-তাসলীমাত ও তার সঙ্গী-সাথীবৃন্দের অংশ এবং 
সে সমস্ত আওলিয়ার যাঁরা তামাম ও কামাল (সৃষ্টিকে তার পরম শ্রষ্টার দিকে 
দাওয়াত দানের উদ্দেশ্যে) প্রত্যাবর্তন করেন এবং তাদের পেয়গন্বরদের) 
নিসবতও সাহাবাদের নিসবত হয়ে থাকে যদিও তা কমতরো ও অল্প। আর এই 
ঈমান বি'ল-গায়ব "আলিম-উলামা ও সাধারণ মুমিনদেরও অংশ এবং ঈমানে 
শুহুদী সাধারণ সৃফ্ীদের অংশ-_তা তারা বৈরাগ্যবাদীই হোক অথবা 
ভোগবাদীই। এজন্য যে, ভোগবাদী সৃফীগণ যদিও প্রত্যাবর্তনকারী (৬২) 
কিন্তু তাদের প্রত্যাবর্তন (7959070) পরিপূর্ণ হয় না। তাদের অন্তরাত্মা (১৮13) 
তেমনি উপরের দিকে তাকিয়ে থাকে । যদিও তারা বাহ্যিকভাবে সৃষ্টিজগতের 
সঙ্গে থাকেন কিন্তু অন্তরগতভাবে থাকেন পরম স্রষ্টা আল্লাহ্‌র সঙ্গে। এজন্য 
সর্বদাই ঈমান-ই শুহুদী তাদের ভাগে পড়ে । আর আহ্বিয়া “আলায়হিমু"স-সালাতু 
ওয়া'ত-তাসলীমাত পরিপূর্ণরূপে প্রত্যাবর্তনকারী হয়ে থাকেন এবং ভেতর-বাহির 
ঈমান বি'ল-গায়ব তাঁদের ভাগে পড়ে ।” - 


আধিয়া-ই কিরামের পূর্ণ প্রত্যাবর্তন পরম মার্ণে উপনীত হবার আলামত 

“এই অধম তীর কোন কোন পত্রে প্রমাণ করেছে যে, প্রত্যাবর্তন সত্বেও 
উর্ধ্ব পানে তাকিয়ে থাকা অপরিপক্ক আধ্যাত্মিক অভিজ্ঞতার ও ক্রুটির আলামত 
এবং পরিণতি বা পরম সত্য অবধি না পৌছুবার প্রমাণ। আর পরিপূর্ণ প্রত্যাবর্তন 
চূড়ান্ত মার্ণে উপনীত হবার আলামত । সুফীগণ উভয় তাওয়াজ্জুহ বা মনঃসংযোগ 
(সৃষ্টির প্রতি মনঃসংযোগ ও স্রষ্টার প্রতি মনঃসংযোগ)-এর সামগ্রিকতাকেই 
কামালিয়াত মনে করেছেন এবং তাশবীহ্‌ (00195211077) ও তানযীহ 
(8050:80000)-র সংযোগ ও সম্মিলনকেই আধ্যাত্মিক কুশলতার পরিপূর্ণতা 
গণ্য করেছেন ।” 


EEE 05এ এ 052 51 


১৮৮ হযরত মুজাদ্দিদ আলফেছানী রে) 
শরীয়তের সাহায্য-সমর্থন, “আকীদার সংস্কার-সংশোধন এবং শির্ক ও 
জাহিলী রসম-রেওয়াজ প্রত্যাখ্যান তোসাওউফ কি?) 

আল্লাহ্‌র সঙ্গে সম্পর্ক শাক্তিশালী ও সুদৃঢ়করণ, অলসতা ও বস্তুতান্্িকতার 
হাত থেকে হেফাজত এবং আত্মিক রোগ-ব্যাধির চিকিৎসার সেই পন্থা ও পদ্ধতি 
__কাল-পরিক্রমায় ও সময়ের বিবর্তনে এবং কতকগুলি কারণে পরবর্তীকালে যা 
তাসাওউফ নামে পরিচিতি লাভ করেছে, প্রকৃতপক্ষে তা ছিল কুরআনী পরিভাষায় 
“তাষকিয়া” এবং সহীহ হাদীসের পরিভাষায় “ইহসাব”-এরই সেই ধর্মীয় শাখা 
যাকে কুরআন মজীদে মুহাম্মাদুর রাসূলুল্লাহ্‌ (সা)-কে দুনিয়ার বুকে প্রেরণের লক্ষ্য 
চতুষ্টয়ের মধ্যে গণ্য করা হয়েছে। 
ও কও কও (5 25255 ৯১ এ ৩ 

Sls 08৬০ 04৫ ১9-848 

“তিনিই নিরক্ষরদের মধ্যে তাদের একজনকে পাঠিয়েছেন রসুলরূপে যে 

তাদের নিকট তেলাওয়াত করে তীর আয়াত, তাদেরকে পবিত্র করে এবং 

শিক্ষা দেয় কিতাব ও হিকমত । ইতিপূর্বে তো তারা ছিল ঘোর বিভ্রান্তিতে” 

(৬২ ৪ ২)। 

উম্মাহর এই খেদমত এবং দীনকে তার কলব (হৃদয়) ও কাঠামো, দেহ ও 
আত্মা, সংবিধান ও সম্পর্ক সহকারে কায়েম রাখার দায়িত্ব অর্পিত ছিল খাত- 
মান্নাবিয়্টান (সা)-এর খুলাফায়ে রাশিদীন (পুণ্যাত্মা খলীফা চতুষ্টয়) ও তার 
সত্যপন্থী প্রতিনিধি (উলামায়ে হক)-বৃন্দের যিশ্বায়। তীরা শরীয়তে মুহাম্মদীর 
সাথে এই আত্মিক রোগ-ব্যাধির এই চিকিৎসার হেফাজত ও পুনরুজ্জীবন করতে 
থাকেন এবং জাহিরী ফিক্হশান্ত্রের সঙ্গে বাতেনী ফিকৃহু (তাযকিয়া বা 
তাসাওউফ)-এর প্রচার-প্রসারেও জোর তৎপর থাকেন। তাদের এই কাজ 
বিস্তারিতের পরিবর্তে সংক্ষিপ্তে এবং খুঁটিনাটির পরিবর্তে বেশির ভাগ মূলনীতির 
উপর স্থাপিত ছিল। কিন্তু খেলাফত সাম্রাজ্য ও মুসলিম বিজয়ের ক্রমবিস্তৃতি, 
বিপুল বিস্তৃত আকারে ইসলামের 'প্রচার, সম্পদ ও উপায়-উপকরণ, আরাম- 
আয়েশ ও ভোগ-বিলাসের প্রাচুর্য, নবুওতের যুগ-যমানা থেকে দূরত্ব এবং J 
(58 5০৪৪ 5591 ৮০ অর্থাৎ “বহুকাল অতিক্রান্ত হয়ে গেলে যাদের 
অন্তরুরণ কঠিন হয়ে পড়েছিল”-এরই সমার্থক, যখন শয়তানের প্রতারণা ও 
কলা-কৌশলসমূহ, বস্তুবাদের ফেতনা, আত্মিক ও আধ্যাত্মিক রোগব্যাধি নিত্য- 
নতুনরূপে এবং নিত্য-নব দর্শনসহকারে আর্বিভূত হল তখন “তাষকিয়া” ও 


হযরত মুজাদ্দিদ -এর সংস্কার ও পুণর্জাগরণমূলক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু . ১৮৯ 
“ইহসান”-এর শান্্ও “তাসাওউফ”-এর মত লব আবিষ্কৃত পরিভাষার সাথে 
সেরকমই একটি সুবিন্যস্ত শাস্ত্রে পরিণত হল যেভাবে অনারব জাতিগোষ্ঠীসমূহের 
সংমিশ্রণে ভাষার ব্যকরণ (১৯, শব্দরূপ ও ধাতুপ্রকরণ (4১০) এবং অর্থ ও 
বাকভন্গীশান্ত্র (১1:2১ %.০)-কে (যেসবের মূলনীতি ও সুচনা আরবীভাষী 
জাতিগোষ্ঠীসমূহের প্রকৃতিতে প্রবিষ্ট ছিল) নাহ্‌ও ও বালাগাত (অলংকারশান্ত্)- 
এর বিস্তৃত ও সুক্ষ শাস্ত্রে রূপান্তরিত করে দেয় এবং এসব শাস্ত্রের বিশেষজ্ঞ জন্ম 
নেওয়া শুরু হয় খারা স্থায়ী মাদরাসা ও জামে“আ (কলেজ ও বিশ্ববিদ্যালয়) 
প্রতিষ্ঠা করেন, এ সব শাস্ত্রের জন্য স্থায়ী পাঠ্য-সুচী তৈরী করেন। অতঃপর 
তাদের দিকে এসব শান্তর শিখতে ও জ্ঞান আহরণে আগ্রহী শিক্ষার্থিগণ ধাবিত 
হতে থাকে । | 

ইসলামের প্রাথমিক শতাব্দীগুলোতে এই চিকিৎসা পদ্ধতির তোষকিয়া বা 
তাসাওউফ যাই বলি না কেন) কর্মপরিধি কিতাব ও সুন্নাহ, রসূল (সা)-এর 
জীবনাদর্শের অনুসরণ, তীর গুণাবলী ও চরিত্রের অনুকরণকে কেন্দ্র করে ছিল৷ 
কিন্তু কালের প্রভাব, অনারব ও নওমুসলিম জাতিগোষ্ঠীগুলোর পারস্পরিক 
মেলামেশা, অনারব সাধু-সন্নযাসীদের সাহচর্য ও তাদের প্রতি ভক্তি-শ্রদ্ধার পরিণ- 
তিতে তাসাওউফের ভেতর বিদ'আত, ইবাদত ও খুহদ-এর বাড়াবাড়ি ও সীম- 
[তিরিক্ততা, একক নিঃসলপ্রিয়তা ও বৈরাগ্যবাদের জীবাণু ব্যক্তি বিশেষ ও শ্রদ্ধেয় 
লোকদের সীমাতিরিক্ত সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপনের প্রথা এবং আরও বহু ভূইফোড় 
কাজ-কর্ম ও প্রথা প্রবেশ করতে শুরু করে। এমন কি এই সব অনৈসলামী এবং 
আপাদমস্তক অপরিচিত বাইরের “আকীদা-বিশ্বাস কোন কোন আধ্যাত্মিক মহল ও 
সিলসিলার মধ্যে চুপিসারে ও অত্যন্ত সন্তর্পণে ঢুকে পড়ে যে, নিষ্ঠা, এঁকান্তিক 
মগ্নতা ও পূর্ণ একাগ্রতার সাথে একটা উল্লেখযোগ্য সময় ইবাদত-বন্দেগীতে 
মশগুল থাকা এবং ফরয ও সুন্নতসমূহের পাবন্দী করা ও ইরফান-ই কামিল তথা 
পূর্ণ মারিফত হাসিল হবার পর একটি মনযিল এমনও আসে যখন সালিক 
(আধ্যাত্মিক পথের পথিক)-এর শরঈ ফরয ও প্রচলিত ইবাদতের আর বাধ্যব- 
1ধকতা থাকে না এবং তিনি সোলিক) এ সবের পাবন্দীর হাত থেকে মুক্ত হয়ে 
যান। এরই নাম “কষ্টের অবসান” (5৮৪5.০) । এই “আকীদা-বিশ্বাসের 
লোকেরা কুরআন মজীদের বিখ্যাত আয়াত ১১54) 430 4৯% ১০9 “তুমি 
তোমার প্রভু-প্রতিপালকের ইবাদত কর যতক্ষণ না তোমার নিকট মৃত্যু এসে 
উপস্থিত হয়” দ্বারা দলীল পেশ করে। এ ছিল এক বিরাট ফেতনা যা গোটা শরঈ 
নিজামকে বেকার ও অকেজো এবং সালিককে বপ্পাহীন ও ইবাদত-বন্দেগীর 
বাধ্য-বাধকতা থেকে মুক্ত ও স্বাধীন করে দিত । 


১৯০ হযরত মুজাদ্দিদ আলফেছানী রে) 

অনুমিত হয় যে, হি. ৪র্থ শতাব্দী থেকেই আব্বাসী খেলাফত যখন যৌবন 
তারুণ্যের শীর্ষে এবং বিরাট বিরাট মুসলিম শহর আপন সভ্যতা-সংক্কৃতি ও 
উন্নতি-অথ্গতির শীর্ষরিন্দুতে অবস্থান করছিল, বিদ'আত ও বিকৃতির এই 
সিলসিলা খোলাখুলিভাবেই- শুরু হয়ে গিয়েছিল। তাসাওউফের সবচেয়ে 
প্রাচীনতম গ্রন্থ যা সেই সময় পর্যন্ত মুদ্রিত হয়েছিল তা ছিল শায়খ আবুন্নাস্র 
সিরাজ মৃ.৩৭৮ হি.)-এর কিতাবু'ল-লাম"। এর একটি অংশের নাম? 
“কিতাবু'ল-উসওয়া ওয়া'ল-ইক'তিদা" বি রাসূলিল্লাহ সো)। এরপর হযরত 
সায়্যিদ ‘আলী হুজবীরী২ (মৃ. ৪৬৫ হি.)-র “কাশফু'ল-মাহজুব” নামক গ্রন্থে 
সম্ভবত এরই ভিত্তিতে ০৫৪2৪ 9..... Js ৩৪৫১ Bis ৪৩৪৪৯ call 
3138 ৬০০৫০ এর মত সতর্কতা প্রদানকারী শব্দ উচ্চারিত হয়। ইমাম আবু'ল- 
কাসিম কুশায়রী (মৃ, ৪৬৫ হি.)-র “রিসালা-ই কুশায়রিয়া” নামক তাসাওউফ 
গ্রন্থ ছিল সবচেয়ে প্রাচীনতম গথ-নির্দেশনামামূলক গ্রন্থ ও সংবিধান । তীর যুগেই 
তাসাওউফের ভেতর এতটা অবনতি ও পতন দেখা দিয়েছিল যে, তিনি তদীয় 
গ্রন্থে লিখেন ৪ 
es ২5255 উইঠা Cll 5 এ এ ৩৬৪ ২৯০০] ২5১৯ LU ০০৭৯১ 

shally sally ৯৭) | ০15 isl 

“অন্তরসমূহ থেকে শরীয়তের প্রতি সম্মান ও শ্রদ্ধাবোধ বিদায় নিয়েছে। তারা 
দীন সম্পর্কে বেপরোয়া মনোভাবকে একটা বিরাট নির্ভরযোগ্য মাধ্যম ভেবে 
নিয়েছে। ইবাদত-বন্দেগী সম্পাদনকে তারা গুরুতৃহীন বিষয় ঠাওরিয়েছে এবং 
সিয়াম পালন ও সালাত আদায়কে মাধুলী ব্যাপার ভেবেছে ।”৩ 

তার গ্রন্থের প্রথম অধ্যায়ের শিরোনামই হল “শরীয়তের প্রতি তা'জীম ও 
তাকরীম' সম্পর্কিত এবং এতে তিনি পূর্বকালের সুফীয়ায়ে কিরাম ও মাশাইখ-ই 
'ইজাম-এর শরীয়তের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন এবং সুন্নত অনুসরণের অবস্থা 
সম্পর্কে লিখেছেন। শেষ অধ্যায়ে ১::১11২:.- শীর্ষক শিরোনামে তিনি লিখেন £ 
২2১4এ] 2141 ৮5 4১-২০। 15৯০৪ “এই বিষয়টির তোসাওউফের) বুনিয়াদ 
ও নির্ভরশীল ভিত্তি হল শরঈ আদবের হেফাজতের উপর” 
১. কিতারুল-লাম", পৃ. ৯৩-১০৪, লণ্ডন থেকে প্রকাশিত ১৯১৪ । 
২. পূর্ণ নাম আবুল হাসান “আলী ইবন উছমান ইব্‌ন আবী “আলী আল-জাল্লাবী। সাধারণভাবে 


তিনি দাতা গঞ্জে বখৃশ নামে খ্যাত। লাহোরে মাযার আছে। 
৩. রিসালা-কুশায়রিয়া, পৃ. ১, মিসর সং' 


হযরত মুজাদ্দিদ -এর সংস্কার ও পুণর্জাগরণমূলক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু ১৯১ 

সমগ্র পুস্তকটি শরীয়তের হাঁকীকত ও বিশুদ্ধ ইল্ম মুতাবিক লিখিত। 
মুহাক্কিক সুফীগণ একে একটি নির্ভরযোগ্য পাঠ্যপুস্তকের ন্যায় গুরুত প্রদান 
করেছেন। 

তরীকতের মাশায়েখ ও হাকীকতের ইমামদের মধ্যে শরীয়তের সবচেয়ে 
বড় সাহায্যকারী ও সমর্থক ছিলেন সায়্যিদুনা শায়খ ‘আবদুল কাদির জিলানী 
(র)। তিনি তাঁর শিক্ষামালার ভেতর সবচেয়ে বেশি জোর দিয়েছিলেন সুন্নতের 
পাবন্দী ও শরীয়তের পরিপূর্ণ আনুগত্যের ও অনুসরণের ওপর। আর তীর গোটা 
জীবনই ছিল এর সাক্ষাৎ নমূনা। 
সঙ্গে বেঁধে দিয়েছেন। “ফুতুহু'ল-গায়ব” নামক তদীয় মাওয়াইজ গ্রন্থের দ্বিতীয় 
নিবন্ধ “সুন্নতের অনুসরণ ও বিদ'আত বর্জন” সম্পর্কিত। তিনি এর সূচনা 
করেছেন এভাবে 8 15০১3 29151 

“সুন্নতের অনুসরণ কর এবং বিদ'আত এখতিয়ার কর মা।” তরীকতকে 
শরীয়তের খাদেম ও অধীনস্থ বানানোর ক্ষেত্রে তিনি মুজাদ্দিদ-এর দর্জী হাসিল 
করেছিলেন। তিনি প্রথমে ফরযসমূহ, এরপর সুন্নতসমূহ, অতঃপর নফলে মশগুল 
হবার নির্দেশনা দান করতেন এবং প্রথমটি অর্থাৎ ফরয পরিত্যাগপূর্বক 
অন্যগুলোতে মশগুল হওয়াকে বোকামী ও ওদ্ধত্য বলেন। 

তাসাওউফের সবচেয়ে জনপ্রিয় ও নির্ভরযোগ্য কিতাব হল শায়খ 
শিহাবুদ্দীন সুহরাওয়ার্দীর (মৃ. ৬৩২ হি.) 'আওয়ারিফু'ল-মা'আরিফ যাকে 
তত্তববিদ বিশেষজ্ঞ সুফীগণ প্রতিটি যুগেই জীবন রক্ষাকবচ বানিয়ে রেখেছেন এবং 
বহু খানকাহ্‌তে এর নিয়মিত দৃরস অনুষ্ঠিত হত। গ্রন্থের দ্বিতীয় খণ্ড শরীয়তের 
রুকনসমূহের আদব ও গুঢ় রহস্যসমূহের বর্ণনাসম্বলিত। শায়খ (র) স্বীয় গ্রন্থে 
উপসংহার টেনেছেন এভাবে যে, “কথায় কাজে কর্মে ও অবস্থাগতভাবে সর্বস্তরে 
সর্বপর্যায়ে রসুলুল্লাহ (সা)-র সুন্নত অনুসরণের নামই হল তাসাওউফ এবং এর 
ওপর সর্বদা কায়েম থাকার দ্বারা তাসাওউফের অনুসারীদের নফসমূহ পাক-পবিত্র 
হয়ে যায়, পর্দা উঠে যায় এবং প্রতিটি জিনিষের মধ্যে রসূল (সা)-এর অনুসরণ 
হতে থাকে ।”১ 

হি. নবম শতাব্দীতে শায়খ মুহ্য়িউদ্দীন ইবন 'আরাবী এবং তার ছাত্রদের 
বৈদ্যুতিক প্রভাবে যা মুসলিম বিশ্বে তীব্র ও বেগবান স্রোতের ন্যায় বিস্তার লাভ 
করছিল, তাসাওউফ একটি দর্শনে পরিণত হয় যেখানে গ্রীক, অধিবিদ্যার বহু 
১. বিস্তারিত জানতে চাইলে দেখুন “তাসাওউফে ইসলাম", মাওলানা আবদুল মাজেদ 

দরিয়াবাদীকৃত। 


১৯২ হযরত মুজাদ্দিদ আলফেছানী (র) 


পরিভাষা ও বিষয়গত. “দিক - অন্তর্ভুক্ত হয়ে যায় । ওয়াহদাতু'ল-ওজুদ 
তাসাওউফপন্থীদের প্রতীক চিহ্ন ও গর্বের বস্তুতে পরিণত হয় এবং খানকাহ থেকে 
শুরু করে মাদরাসা অবধি সর্বত্র এর জয়গান গীত ও ধ্বনিত হতে থাকে। 
কুরআন ও সুন্নাহ্‌ সম্পর্কে অপরিচিতি, হাদীস শান্তর সম্পর্কে অজ্ঞতা এবং এর 
সহীহ ও নির্ভরযোগ্য কিতাবাদি থেকে বঞ্চিত থাকার কারণে খানকাহগুলি এমন 
সব 'আকীদা-বিশ্বাস ও সমূহ আমলের লীলাভুমিতে পরিণত হয় যার সনদ ধর্মের 
মৌলিক উৎসসমূহে মেলা ভার এবং যে সম্পর্কে ইসলামের স্বর্যুগের মুসলমানরা 
একেবারেই অপরিচিত ছিল । | 

এদিকে ভারতবর্ষে যা হাজারও বছর থেকে যোগ ও সন্ন্যাসের কেন্দ্রভূমি 
ছিল, মুসলিম সৃফীদের মুখোমুখি হতে হয় সেই সব বৈরাগ্যবাদী যোগীদের যারা 
তাদের ধ্যান ও নফসের শক্তি শ্বাস-প্রশ্বাস নিয়ন্ত্রণ ও যোগাসনসহ বিভিন্ন আসনের 
মাধ্যমে খুবই বাড়িয়ে নিয়েছিল। কোন কোন মুসলিম সূফী তাদের থেকে এই 
জ্ঞান অর্জন করে। অপর দিকে (গুজরাট বাদে যেখানে আরব “আলিমদের 
শুভাগমন এবং হারামায়ন শারীফায়ন যাতায়াতের কারণে হাদীসের প্রচার লাভ 
ঘটেছিল এবং ‘আল্লামা “আলী মুত্তাকী বুরহানপুরী ও তীর খ্যাতিমান শাগরিদ 
আল্লামা খুহান্মদ তাহির পানী জন্মলাভ করেছিলেন) এই দেশটি সিহাহ সিতা ও 
সেই সব গ্রন্থকারদের কিতাবাদি সম্পর্কে অপরিচিত ছিল যারা গলদ হাদীস ও 
বিদ'আত প্রত্যাখ্যানে ভূমিকা রাখেন এবং বিশুদ্ধ সুন্নত ও প্রমাণিত হাদীসসমূহের 
আলোকে জীবনের কর্মসূচী পেশ করেন। ভারতবর্ষের এসব স্থানীয় আধ্যাত্মিক 
দর্শন ও অভিজ্ঞতাসমূহের গ্রভাব-প্রতিক্রিয়া স্বীয় যুগের বিখ্যাত ও জনপ্রিয় 
শাত্তারী শায়খ মুহাম্মদ গাওছ গোয়ালিয়ারীর জনপ্রিয় “জওয়াহিরে খামসা”-তে 
দেখা যেতে পারে যার বুনিয়াদ ছিল বেশীর ভাগ বুযুর্গদের বাণী ও তাঁদের 
অভিজ্ঞতার ওপর । মনে হয় যে, সহীহ হাদীস দ্বারা প্রমাণিত কিংবা নির্ভরযোগ্য 
সীরাত ও শামাইল গ্রন্থ থেকে গ্রহণ করাকে প্রয়োজনীয় মনে করা হয়নি। এই 
গ্রন্থে নামাং-ই আহযাব, সালাতু'ল-“আশিকীন, নামায তানবীরু'ল-কবর এবং 
বিভিন্ন মাসের নির্দিষ্ট নামায ও দু'আসমূহ রয়েছে যেগুলোর হাদীস ও সুন্নাহ 
থেকে কোন প্রমাণ নেই। “জওহারে দুওম”-এ “আসমায়ে আকবারিয়্যাঃ” তথা 
শ্রেষ্ঠ নামসমূহ খাস শায়খ-এর সংকলিত যেগুলোর মধ্যে ফেরেশতাদের হিক্রু ও 
সুরিয়ানী নাম রয়েছে এবং আহ্বানসূচক শব্দ ছারা সম্বোধন করা হয়েছে যদ্বারা 
আল্লাহ ব্যতিরেকে অন্যের নিকট সাহাষ্য কামনা করা হয়েছে বলে সন্দেহ করা 
হয়েছে। দু'আ-ই বাশমাখ নামক একটি দু'আও রয়েছে যার ভেতর হিক্র ও 


হ্যরত মুজাদ্দিদ -এর সংস্কার ও পুণর্জাগরণমূলক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু ১৯৩ 


সুরিয়ামী ভাষার নামসমূহ আহবানসূচক হরফ (১৪) সহযোগে আছে। 
গোটা গ্রন্থের ভিত্তি দা“ওয়াত-ই আসমার উপর । এসব নামের মন্ধেল মেনে 
নেওয়া হয়েছে তাকে যে তার আসল মাহিয়ত তথা প্রকৃতি সম্পর্কে অবহিত । 
হুরূফ-ই তাহজী এবং সেসবের মক্কেলদের আলোচনাও করা হয়েছে এবং 4 4. 
৭ ১৪৮০" এর দু'আও আছে। 

সুন্নত ও বিদ'আত, শরীয়ত ও দর্শন এবং তাসাওউফ ও যোগ-এর এই 
সংমিশ্রণের যুগে হযরত মুজাদ্দিদ আলফেছানী (র)-র সংস্কার ও পুনর্জাগরণমূলক 
কাজ শুরু হয়। এই অবস্থার চিত্রাংকন করতে গিয়ে তিনি স্বয়ং স্বীয় মাখদূম 
মুরশিদতনয় খাজা 'আবদুল্লাহকে এক পত্রে বলেন ৪ 

“এই মুহুর্তে পৃথিবীতে বিদ'আত এত অধিকহারে প্রকাশিত হচ্ছে যে, মনে 
হচ্ছে নিশ্ছিদ্র অন্ধকার সমুদ্র আছড়ে এসে পড়ছে আর সুন্নতের আলোক-শিখা 
এর সুকাবিলায় এই উত্তাল তরঙ্গের মাঝে এভাবে টিমটিম করছে যেন মনে হচ্ছে 
যে, রাত্রির গাঢ় অন্ধকারে কোথাও কোথাও জোনাকী পোকা তার (ক্ষীণ) আ- 
লোক-রশ্মি ছড়াচ্ছে।”১ 

হযরত মুজাদ্দিদ রে) এই নাযুক ও সংকটময় যুগে যখন ভারতবর্ষে মুসলিম 
সালতানাতের হাতে ইসলামের জড়েমূলে উৎসাদন এবং খানকাহপ্তলোতে 
সুন্নতের অসম্মান করা হচ্ছিল এবং পরিষ্কারভাবে বলা হচ্ছিল ৪ শরীয়ত ও 
তরীকত দু'টো ভিন্ন জিনিষ যার রাস্তা ও রসম একে অপরের থেকে পৃথক এবং 
যার আইন-কানুন তথা বিধি-বিধান একে অন্যের থেকে আলাদা” এবং যেখানে 
কোন ইল্ম-এর অধিকারী (আলিম) ও হকের প্রার্থীকে যদি তিনি কোন বিষয়ে 
শরীয়তের দলীল- প্রমাণ জিজ্ঞাসা করবার হিম্মত করে বসতেন তখন তাকে এই 
বলে স্তব্ধ ও নিশ্চুপ করে দেওয়া হত £ 

35৫ 00 ১৪২ ০০৫ ৩ ০৫৫১০ al এ 
(1১০০০৩০০২৪৪ 4৩০৯৯ কর এ 4S 

তখন তিনি পূর্ণ শক্তিতে আওয়াজ তোলেন যে, “তরীকত শরীয়তের অনুগত 
ও খাদেম ৷ শরীয়তের কামালিয়াত হাল ও মুশাহাদার উপর অগ্রগামী । শরীয়তের 
একটি হুকুমের উপর আমল করা হাজার বছরের রিয়াযতের চেয়ে অধিকতর 
ফলগ্রসু ও উপকারী । সুন্নতের অনুসরণে কায়লূলা (দুপুরের খাবারের পর বিছানায় 
একটু গড়িয়ে নেয়া) ইবাদতের উদ্দেশ্যে রাত্রি জাগরণের তুলনায় উত্তম হারাম 
ও হালালের ক্ষেত্রে সৃফী-দরবেশদের আমল দলীল নয় । এজন্য কুরআন-সুন্নাহ ও 
১. মকতুব ২৩/২ মখদুম যাদা খাজা মুহাম্মদ আবদুল্লাহর নামে । ॥ 
7১৩ 


১৯৪ হযরত মুজাদ্দিদ আলফেছানী (র) 

ফকৃহ গ্রন্থের দলীল থাকতে হবে। গোমরাহ ও পথজষ্টদের রিয়াযত-মুজাহাদা 
আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম নয় বরং তা দূরত্‌ বৃদ্ধির কারণ। শিঙ্গা বা তুরী 
এবং অদৃশ্য রূপ বা আকৃতি (55৫০1) ক্রীড়া-কৌতুকের অন্তর্গত। 
শরীয়তের দায়-দায়িতৃ বা বাধ্যবাধকতা কখনো অপসারিত হয় না।” 

এখন এরপর মকতৃবাতের সেই উদ্ধৃতি পাঠ করুন যা এই সব 
সত্যসম্থলিত। 

“শরীয়ত তামাম জাগতিক ও পরকালীন সৌভাগ্যের যামানত দেয়। কোন 
কাম্য ও কাংক্ষিত বস্তু এমন নেই যে, তার পূর্ণতা সাধনের জন্য শরীয়ত 
ব্যতিরেকে আর কোন বস্তুর প্রয়োজন দেখা দিতে পারে । তরীকত ও হাকীকত যা 
সুফীদের বৈশিষ্ট্য-উভয় শরীয়তের খাদেম এবং ইখলাস অর্জনে তার সহায়ক ও 
সহযোগী । ঠিক তেমনি তরীকত ও হাকীকত অর্জনে লক্ষ্য কেবল শরীয়তকে 
তার আসল রূহ তথা প্রাণসত্তার সাথে আমলের ভেতর নিয়ে আসা, অন্য কিছু 
নয় যা শরীয়তের বৃত্ত বা গণ্ডি বহির্ভুত। সেসব হালত, ওয়াজ্দ-এর কায়ফিয়াত, 
ইলম ও মা'রিফত, যা সৃফীদের সুলুকের ভেতর হাসিল হয়ে থকে, লক্ষ্য ও 
উদ্দেশ্যের মধ্যে পড়ে না। সেগুলো কিছু সমস্যা ও ধ্যান-ধারণা যার মাধ্যমে 
তরীকতের পথের শিশু পথিকদের মন ভোলান এবং তাদের সাহস বাড়ানো হয়ে 
থাকে । এসবগুলো অতিক্রম করে রিয়া বা সন্তুষ্টির মকামে উপনীত হওয়া 
দরকার যা মকামাত, সলুক ও জযবার চূড়ান্ত পর্যায় ।”১ 

সেই একই পত্রে তিনি লিখেন ৪ 

“সংকীর্ণ দৃষ্টির অধিকারী হালত ও ওয়াজ্দকে উদ্দেশ্য ও মুশাহাদা 
(পর্যবেক্ষণ) এবং তাজাল্লিয়াতকে উদ্দেশ্য ও লক্ষ্যের মধ্যে গণ্য করে। এর 
অনিবার্য ফল দীড়ায় এই যে, কষ্ট-কল্পনা ও নানাবিধ ধ্যান-ধারণার কারাগারে 
তারা হয় বন্দী এবং শরীয়তের কামালিয়াত থেকে মাহরূম 1”২ 


. অপর এক পত্রে নফলের উপর ফরযের শ্রেষ্ঠত্ব ও অগ্রাধিকার প্রসঙ্গে বর্ণনা 
' করতে গিয়ে তিনি বলেন £ 
. যেসব আমলের দ্বারা আল্লাহ্‌র নৈকট্য লাভ করা হয়ে থাকে সেগুলো হয়ত 
ফর্য অথবা নফল। ফরযের মুকাবিলায় নফলের কোন গুরুতৃই নেই। স্ব- 
১. মুন্না হাজী মুহাম্মদ লাহোরীর নামে পত্র, ২৬/২; 
২. প্রাগুক্ত; 


হযরত মুজাদ্দিদ -এর সংস্কার ও পু্র্জাণরণসূলক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু ১৯৫ 
ওয়াকৃতে কোন ফরয আদায় এক হাজার বছরের নফলের থেকে উত্তম যদিও তা 
খালেস নিয়তে আদায় করা হয় ।”১ 

অপর একটি পত্রে এই প্রসঙ্গে যে, নফসের ইসলাহ তথা সংস্কার- সংশোধন 
এবং এর যাবতীয় রোগ-ব্যাধি দূরীকরণ ও শরীয়তের হুকুম-আহকামের ওপর 
আমল হাজারও রিয়াফত-মুজাহাদার চেয়ে অনেক বেশি ফলপ্রসু ও উপকারী । 
তিনি বলেন $ 

“শরীয়তের হুকুম-আহকামের ভেতর থেকে কোন একটি হুকুমের ওপর 
“আমল প্রবৃত্তিজাত কামনা-বাসনা দূরীকরণে হাজার বছরের সেই সব রিয়াফত ও 
মুজাহাদা থেকে বেশি প্রভাবশীল যা নিজের থেকে করা হয়; বরং এই রিয়াযত ও 
- মুজাহাদা যা শরীয়তের চাহিদার প্রেক্ষিতে হয় না তা প্রবৃত্তিজাত কামনা-বাসনা 
ও রোগ-ব্যাধিকে আরও বেশি শক্তি জোগায় । ব্রাম্মণ ও যোগীরা রিয়াযত - 
মুজাহাদার ক্ষেত্রে চেষ্টার কোন ক্রটি রাখেনি, কিন্তু তা তাদের জন্য কিছুমাত্র 
উপকারী ও ফলপ্রসূ হয় নি। নিজের নফ্স তথা প্রবৃত্তিকে অধিকতর মোটা করা 
এবং তাকে আরও বেশি খাদ্য ও খোরাক জোগানো ছাড়া তা আর কোন কাজে 
আসেনি ।” 
র্‌ অপর এক পত্রে শরীয়তের কামালিয়তের-গুরুত্‌ বর্ণনা করতে গিয়ে 

খছেনঃ . 

“পৃথিবীর অধিকাংশ মানুষ স্বপ্ন ও কল্পনায় মগ্ন এবং বাদাম ও 
আখরোটকেই যথেষ্ট ভেবে নিয়েছে। তারা শরীয়তের কামালিয়াতের কি খবর 
রাখে এবং তরীকত ও হাকীকতের প্রকৃত হাকীকত সম্পর্কেই বা কি জানে? 
তারা শরীয়তকে ‘খোসা’ এবং হাকীকতকে “মগজ' মনে করে। তারা জানেনা 
যে,হাকীকতে হাল তথা অবস্থার হাকীকত কি জিনিষ । সুফীদের ভাসা ভাসা 
কথায় তারা ধোকায় পড়ে, প্রতারিত হয়। তারা তাদের হাল ও মকামে 
আসক্ত ।”২ 

এক পত্রে একটি সুন্নতে নববীর ওপর ‘আমল করার ফযীলত বর্ণনা করতে 
গিয়ে লিখছেন £ 

পফমীলত সমথটাই রসূল করীম (সা)-এর সুন্নত অনুসরণের সঙ্গে সম্পর্কিত 
" এবং বিশেষ বৈশিষ্ট্য ও মর্যাদা শরীয়তের ওপর আমল করার সঙ্গে গভীরভাবে 
সন্ন্বমুক্ত। যেমন দুপুরে খাবার গ্রহণের পর একটু শোয়া যা সুন্নত পালনের 
নিয়তে করা হয় তা কোটি কোটি শবে বেদারী বা রাত্রি জাগরণ থেকে উত্তম 


১. শায়খ নিজাম থানেশ্বরীর নামে পত্র, নং ২৯। 
২, পত্র নং ৪০/১ শায়খ মুহাম্মদ চিগল্পীর নামে । 


১৯৬ হযরত মুজাদ্দিদ আলফেছানী রে) 
এবং যাকাতের একটি পয়সাও আদায় করা পাহাড় পরিমাণ স্বর্ণ দান করা 
অপেক্ষা উত্তম যা নিজের পক্ষ থেকে করা হয়।”১ 

অন্য এক পত্রে বলেন ৪ 

“পথভ্রষ্ট সুফীগণ যিক্র-ফিকরকে সর্বাধিক গুরুত্বপূর্ণ ভেবে ফরয ও সুন্নত 
আদায়ের ক্ষেত্রে অলসতার আশ্রয় নেয়, চিল্লা ও রিয়াযত-মুজাহাদা এখতিয়ার 
পূর্বক জুমু'আ-জামা“আত পরিত্যাগ করে। তারা জানেনা যে, জামা'আতের সঙ্গে 
একটি ফরয নামায় আদায় তাদের হাজারো চিল্লা থেকে উত্তম | তবে হাঁ, ধিক্র- 
ফিক্র যদি শরীয়তের আদব রক্ষাপূর্বক হয় তবে তা খুবই ভাল এবং জরুরীও 
বটে। ক্রটিপূর্ণ আলিমগণও 'নফলের প্রচলন ঘটাবার ক্ষেত্রে অত্যন্ত সচেষ্ট, 
কিন্তু তার ফরযগুলোকে খারাপ ও নিকৃষ্টতর রাখে ।”২ 

মীর মুহাম্মদ নু'মানের নামে লিখিত একগত্রে বলেন ৪ 

“এই দলের (সূফীদের) ভেতর একটি জামা'আত যারা সালাতের হাকীকত 
সম্পর্কে অবহিত এবং এর নির্দিষ্ট কামালিয়াত সম্পর্কে ওয়াকিফহাল হতে পারে 
নি। তারা নিজেদের রোগ-ব্যধির চিকিৎসা অন্য জিনিসের দ্বারা অনুসন্ধান করে 
এবং নিজেদের লক্ষ্য ও উদ্দেশ্য হাসিল অন্যান্য বিষয়ের সঙ্গে জড়িত মনে করে 

-_ব্বরং তাদের ভেতর থেকে একটি দল নামাবকে নিশ্ষল মনে করে এবং একে অন্য 
ও অন্যান্যের উপর স্থাপিত মনে করে | রোযাকে নামাযের তুলনায় উত্তম বিবেচনা 
করে যে, এর ভেতর বেনিয়াধী তথা পরমুখাপেক্ষীহীনতা গুণের প্রকাশ রয়েছে। 
আর বিপুল সংখ্যক একদল লোক নিজেদের অস্থিরতার প্রশান্তি ‘সামা’ ও সঙ্গীত, 
ভাবোন্ত্ততা ও প্রেম বিহবলতার ভেতর খুঁজে বেড়ায় এবং তারা নাচ ও নৃত্যকেও 
কামালিয়াত ভেবে নিয়েছে। তারা কি শোনে নি যে, ৬.৯ ১!) 53 411 1৯৯1০ 
“আল্লাহ তা“আলা হারাম বস্তুর মধ্যে শিফা তথা রোগ মুক্তি রাখেন নি!” যদি 
তাদের সামনে সেই সব কামালিয়াত যা নামাযের মাধ্যমে হাসিল হয় একটি 
অণুও প্রকাশিত হয়ে যেত তাহলে তারা সামা ও সঙ্গীতের পেছনে ছুটে বেড়াত না 
এবং ভাবোন্ত্ততা ও আবেশ-বিহবলতাকে স্মরণ করত না।”৩ 
5343 43051 2) ০83৯০ ৪3৭৭৭ খর 

একস্থানে. নফসের পরিচ্ছন্নতার উল্লেখ করত যা অমুসলিম এবং পাপ- 
পংকিলতায় লি মুরতাদ (০৯৬. রিয়াযতকারী, কঠোর তপস্যাকারী)-দের . 
অর্জিত হয়ে থাকে - লিখছেন ঃ 


১. পত্র নং ১১৪/১ সুফী কুরবানের নামে । 
২ মোখদূমযাদা শায়খ মুহাম্মদ সাদেক-এর নামে পত্র,২৬০ নং পত্র। 
৩. ২৬১ নং পত্র, মীর মুহাম্মদ নু'মানের নামে । 


হযরত মুজাদ্দিদ -এর সংস্কার ও পুণর্জাগরণমূলক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু ১৯৭ 


“প্রকৃত পরিচ্ছন্নতা ও আত্মিক পরিশুদ্ধি নেক আমল করার উপর নির্ভরশীল 
যা সালিকের মর্জির মধ্যে শামিল হবে। আর এ বিষয়টি নবূওতের উপর 
নির্ভরশীল যেমন উপরে বলা হয়েছে। অতএব নবূওত ও রিসালত ব্যতিরেকে 
প্রকৃত পরিচ্ছন্নতা ও পবিত্রতা হাসিল হতে পারে না। সেই পরিচ্ছন্নতা যা কাফির 
ও পাপ কর্মে লিপ্ত ব্যক্তিরা লাভ করে তা নফসের তথা প্রবৃত্তির পরিচ্ছন্নতা 
কলব তথা হৃদয়ের পরিচ্ছন্নতা নয়। নফসের পরিচ্ছন্নতা গোমরাহী ছাড়া আর 
কিছু বৃদ্ধি করে না এবং ক্ষতির রাস্তা ছাড়া আর কোন রাস্তাও দেখায় না। বাকী 
কিছু কিছু অদৃশ্য বিষয়ের কাশ্ফ যা কাফির ও পাগীদের নফসের পরিচ্ছন্নতার 
মুর্হুতে কখনও সখনও হাসিল হয়ে যায় তা ইস্তিদ্রাজ। আর এ লাভ ক্ষতি ও 
ধ্বংস ডেকে আনা ব্যতিরেকে এদলের অনুকুলে আর কিছু বয়ে আনে না।”১ 

সালিক ও ‘আরিফ তথ্য আধ্যাত্মিক পথের পথিক ও সাধক শরীয়তের 
বাধ্যবাধকতা থেকে মুক্ত এবং ফরয ও শরীয়তের হুকুম-আহকামের আনুগত্য ও 
অনুসরণ থেকে নিষ্কৃতি মিলবার বিপজ্জনক আকীদা যা গোটা শরঈ ব্যবস্থাপনাকে 
খতম করে দেবার জন্য একটি জ্বলন্ত দাহ্য বস্তুর ভূমিকা পালন করতে পারত- 
প্রত্যাখ্যান করে একটি পত্রে লিখছেন ৪ 

“ভ্রান্ত তাসাওউফপন্থী এবং পরিণতি সম্পর্কে উদাসীন ধর্মদ্রোহী (মুলহিদ)- 
রা এই চিন্তায় মত্ত যে, তারা তাদের গর্দানকে শরীয়তের গোলামী থেকে মুক্ত ও 
স্বাধীন এবং শরীয়তের হুকুম-আহকাম তথা বিধি-বিধানকে জনসাধারণের জন্য 
নিদিষ্ট করে দেবে। তাদের ধারণা যে, বিশিষ্ট লোকেরা কেবল মারিফতের 
ব্যাপারে দায়বদ্ধ থাকেন, যেমন সাম্রাজ্যের আমীর-উমারা ও সুলতান ন্যায় ও 
সুবিচার প্রতিষ্ঠার ব্যাপারে দায়বদ্ধ । তারা বলেন যে, শরীয়তের উপর আমল 
করার উদ্দেশ্য হল মারিফত হাসিল করা । যখন মারিফতই হাসিল হয়ে গেল 
তখন শরীয়তের সকল দায়-দায়িত্ব চলে গেল। তারা তাদের দলীল হিসাবে 
নিম্নোক্ত আয়াত পাঠ করে থাকে £ 


SA TAL 0 

“আর তুমি তোমার রব-এর ইবাদত করবে তোমার মৃত্যু (ইয়াকীন) না 

আসা অবধি ৷” 

একপত্রে তিনি বলেন যে, হালাল-হারামের ক্ষেত্রে সূফী- দরবেশদের আমল 
দলীল নয় ৷ তিনি লিখেন ৪ 

“হালাল-হারামের ক্ষেত্রে সূফীদের আমল দলীল বা সনদ নয়। এটাই কি 
যথেষ্ট নয় যে, আমরা তাদেরকে এব্যাপারে মাযুর মনে করি, তাদেরকে ভ€সনা 
১. মিঞা শায়খ বদীউদ্দীন-এর নামে পত্র, ২৭৪/১ নং ; 


১৯৮ হযরত মুজাদ্দিদ আলফেছানী (র) 
না করি এবং তাদের ব্যাপারটা আল্লাহ তা'আলার সোপর্দ করি। এব্যাপারে ইমাম 
আবু হানীফা, ইমাম আবু ফুসুফ ও ইমাম মুহাম্মদ (র)-র উক্তি নির্ভরযোগ্য, আবু 
বকর শিবলী বা আবু'ল-হাসান নুরীর আমল নয়! এই যুগের ভ্রান্ত সুফীরা তাদের 
পীরের আমলকে বাহানা হিসাবে খাড়া করে নাচ-গানকে তাদের দীন ও মিল্লাত 
হিসাবে গ্রহণ করেছে এবং একে আনুগত্য ও ইবাদত বানিয়ে নিয়েছে [55551 
(১ [১৫1৫৫১০ তারা তাদের দীনকে ক্রীড়া- কৌতুকের বিষয়বস্তু বানিয়ে 
রেখেছে।”১ 

মুজাদ্দিদ সাহেব-এর শরীয়তের প্রতি এই সমর্থন জ্ঞাপন অন্ধ 
স্বাজাত্যবোধের (০:.০) পর্যায়ে গিয়ে উপনীত হয়েছিল এবং তিনি যখন কুরআন 
ও সুন্নাহ এবং জমহুর আহলে সুন্নাহ্‌র “আকীদা-বিরোধী কোন সৃফিয়ানা গবেষণা 
কিংবা হাল সম্পর্কে শুনতে পেতেন এবং এর সনদ তাসাওউফের কোন গ্রন্থ 
অথবা বুযুৰ্গদের হালত, বাণী বা উক্তি থেকে নেওয়া হত তখন তারা ফারুকী 
শিরা-উপশিরা চঞ্চল হয়ে উঠত এবং তাঁর কলম থেকে শরীয়তের সমর্থন ও 
সুন্নাহ্‌র মর্ধাদাবোধের প্লাবন উপচে পড়ত ৷ 

একবার কোন এক খাদেম জনৈক বুযুর্গ (শায়খ আবদুল কবীর য়ামানী)-এর 
এধরনেরই কোন বিরল ও লোমহর্ষক উক্তি নকল করেছিলেন । মুজাদ্দিদ সাহেব 
এটা সহ্য করতে পারেন নি। তার কলম থেকে স্বত:ই নিম্নোক্ত মন্তব্য-গুচ্ছ 
বেরিয়ে যায় ৪ 

“ মখদূম! ফকীর-এর এ ধরনের কথা শোনার মত ধৈর্য নেই। এ জাতীয় 
কথা শুনলে আমার ফারকী শিরা-উপশিরাগুলো চঞ্চল হয়ে ওঠে এবং তা 
ভিন্নতর কোন ব্যাখ্যা-বিশ্লেষণের সুযোগ দেয় না, তা এধরনের কথা শায়খ কবীর 
যামানীরই হোক অথবা শায়খ আকবর শামীরই হোক। আমাদের মুহাম্মদ 
“আরাবী সো)-র কালাম দরকার, মুহয়িউদ্দীন ইবনে 'আরাবীর"২ কালামে 
আমাদের প্রয়োজন নেই, প্রয়োজন নেই সদরুদ্দীন কৌনবী ও শায়খ 'আবদুর- 
রাযযাক কাশীর কালামের । আমাদের নস-এ কাজ, ফস-এ৩ কাজ নেই 
ফুতুহাত-ই মদীনা আমাদেরকে ফুতুহাত-ই মাক্কিয়্যার হাত থেকে মুক্তি 
দিয়েছে ।9 
১. থাজা আবদুল্লাহ ও উবায়দুল্পাহর নামে, পত্র নং ২৬৬/১; 
২. মৃত্যু দামিশ্‌কে এবং সেখানেই তাঁকে দাফন করা হয়। 
৩. নস’ ছারা 'নস-ই শরঈ' এবং ‘ফস’ দ্বারা শায়খ আকবরের 'ফুসুসুল-হিকাম-এর বিশেষ 

কোন অংশ বুঝান হয়েছে। 
৪. পত্র ১০৩, ২য় খণ্ড, মুল্লা হাসান কাশিরীর নামে; 


হযরত মুজাদ্দিদ -এর সংস্কার ও পুণর্জাগরণমূলক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু ১৯৯ 

হযরত মুজাদ্দিদ আলফেছানীর মতে, শরীয়ত মুতাবিক যে আমল করা হবে 
তা ধিক্র-এর অন্তর্গত । এক পত্রে তিনি বলেন £ 

“সর্বক্ষণ নিজেকে আল্লাহ জাল্লা শানুহুর যিক্র-এ মশগুল রাখা দরকার। যে 
‘আমলই শরীয়ত মাফিক হবে তাই যিক্র-এর অন্তর্গত হবে, চাই কি তা কেনা- 
বেচাই কেন না হোক। অতএব সর্বপ্রকার চলাফেরা ও উঠা-বসার ভেতর শরঈ 
হুকুম-আহকামের প্রতি খেয়াল রাখতে হবে যাতে করে তা সবই যিক্র-এ 
পরিণত হতে পারে । এজন্য যে, যিকৃর অলসতা ও গাফিলতি দূর করারই নাম । 
যখন সমগ্র ক্রিয়াকলাপের ভেতর শরীয়তের আদেশ-নিষেধের প্রতি রে“'আয়েত 
করা হবে তখন রে“আয়েতকারী এর আদেশ প্রদানকারী (আল্লাহ্‌ পাক যিনি 
একক সত্তা), যিনি প্রকৃত নির্দেশ প্রদানকারী ও নিষেধকারী, তীর প্রতি অলসতা 
প্রদর্শনের হাত থেকে মুক্তি পাবে এবং সে সার্বক্ষণিক যিক্র-রূপ সম্পদ লাভ 
করবে ।”১ 

এই সমর্থন ও শরঈ মর্যাদাবোধের ভিত্তিতে মুজাদ্দিদ সাহেব তা'জীমি 
সিজদার উপর কঠোর সমালোচনা করেন খা কোন কোন পীর- মাশায়েখের এখ- 
বনে প্রচলন ঘটতে শুরু করেছিল এবং তীর কিছু কিছু ভক্ত মুরীদের এখানে 
এব্যাপারে অলসতা ও গাফিলতির খবর পেয়ে তাদেরকে কঠোরভাবে 
করেছিলেন।২ অধিকন্ত শির্কমূলক কার্যকলাপ ও প্রথা-পদ্ধতি প্রত্যাখ্যানে ও নিন্দা 
জ্ঞানে (যেসব ব্যাপারে সে যুগে অলসতা ও গাফিলতি শুরু হয়ে গিয়েছিল), 
শেরেকী প্রথার প্রতি সম্মান প্রদর্শন, গায়রুল্লাহর নিকট সাহায্য প্র্থনা ও প্রয়োজন 
পূরণের শেরেকী ‘আকীদা, কাফির মুশরিকদের পালা-পার্বনের প্রতি সম্মান জ্ঞাপন 
এবং তাদের রসম-রেওয়াজ ও আদব-অভ্যাসের প্রতি অন্ধ আনুগত্য ও অনুসরণ, 
বুধুর্গদের জন্য জীবন্ত পশু উৎসর্গ করা ও যবাহ করা, পীর ও তাদের বিবির 
নিয়তে রোযা রাখা, প্রত্যাখ্যান ও নিন্দা জ্ঞাপনের ব্যাপারে হযরত মুজাদ্দিদ (র)- 
এর ব্যাখ্যাও প্রকাশ্য সতর্কবাণী সেই সব সুদীর্ঘ ও বিস্তৃত পত্রসমূহে দেখা যাবে 
যা তারই মুরীদ একজন নেককার মহিলার নামে তিনি লিখেছিলেন 1৩ 

এই আকীদার সংস্কার-সংশোধন, শির্ক ও বিদ'আত প্রত্যাখ্যান এবং 
নির্ভেজাল দীনের প্রতি দাওয়াত প্রদান সেই মহান পুনর্জাগরণমূলক কাজ ছিল যা 
দীর্ঘকাল পর হযরত মুজাদ্দিদ রে) ভারতবর্ষের মাটিতে শুরু করেছিলেন (যার 
১, পত্র ২৫, ২য় খণ্ড, খাজা মুহাম্মদ শরফুদ্দীন হুসায়ন-এর নামে; 
২. দ্র. পত্র ৯২, ২য় খণ্ড , মীর মুহাম্মদ নু'মান ও পত্র ২৯, ২য় খণ্ড, শায়খ নিজামুদ্দীন 

খানেশ্বরীর নামে; 


৩. পত্র ৪১ ওয় খণ্ড ০১1)| Jal 91 4১০ 


২০০ হযরত মুজাদ্দিদ আলফেছানী (র) 

মুসলিম জনবসতি অমুসলিম সংখ্যাধিক্যের ভেতর ঘেরাও এবং ইসলামের 
প্রাথমিক কাল হবার দরুন শির্কমূলক জাহিলিয়াতের বিপদাশংকা ছারা সর্বদা 
সন্্স্থ ছিল), অতঃপর এর পূর্ণতা ও বিস্তৃতি সাধন তীরই সিলসিলার খ্যাতনামা 
মাশায়েখ হাকীমুল-ইসলাম হযরত শাহ ওয়ালিয়্যু্লাহ্‌ দেহলভী ও তীর পরিবার১ 
এবং সৈয়দ আহমদ শহীদ (র) ও তীর জামা “আত বক্তৃতা ও লেখনী, বই-পুস্তক 
ও পত্র-পত্রিকা, কুরআন-হাদীসের তরজমা এবং স্বীয় ব্যাপক বিস্তৃত তবলীগী 
সফরের মাধ্যমে করেছিলেন। 


সুন্নাহর প্রচলন এবং বিদ“আতে হাসানার প্রত্যাখ্যান 
এমন কোন জিনিষ যা আল্লাহ ও রসূল দীনের অন্তর্ভুক্ত করেন নি এবং যা 
করবার জন্য হকুমও দেননি তা দীনের ভেতর শামিল করে নেওয়া, তার একটি 
অংশে পরিণত করা এবং তা ছওয়াব ও আল্লাহর নৈকট্য লাভের জন্য করা, এর 
মনগড়া শর্ত ও আদবসমূহ বাধ্যতামূলক মেনে চলা-যেভাবে শরীয়তের একটি 
হুকুমকে মেনে চলা হয় -তাই বিদ“আত। বস্তুতপক্ষে বিদ'আত হল আন্মাহর 
দীনের ভেতর মনুষ্য- রচিত শরীয়ত গড়ে নেওয়া। এই শরীয়তের পৃথক 
ফিক্হশান্ত্র রয়েছে, আরও রয়েছে স্থায়ী ফরয, ওয়াজিব, সুন্নত ও মুস্তাহাবসমূহ 
যা কোন কোন সময় শরীয়তে ইলাহীর সমান্তরাল এবং কোন কোন সময় সংখ্যা 
ও গুরুত্বে তাকেও ছাড়িয়ে যায়। বিদআত এই সত্যকে উপেক্ষা করে যে, 
শরীয়ত পূর্ণতা পেয়েছে, খা নির্ধারিত হবার ছিল তা নির্ধারিত হয়ে গেছে, 
যেগুলো ফরয ও ওয়াজিব হবার ছিল সে সব ফরয ও ওয়াজিব বানানো হয়ে 
গেছে। দীনের টাকশাল বন্ধ করে দেওয়া হয়েছে। এখন যদি কোন মুদ্রাকে উক্ত 
টাকশালের বলা হয় তবে তা হবে জাল মুদ্রা । ইমাম মালিক (র) কত সুন্দরই না 
বলেছেন ঃ 
ও tle alll 1০০ ০০৯৯০ Ol pe আও 2০০৯ 018 35481090581 এ € এমা ০০ 
15০3০909৭৭8 আহা তি 4৪4১ এ] 05 105০1 LS 
- Gas poll 05 NU 
“যে ব্যক্তি ইসলামের কোন বিদ'আতের জন্য দেয় এবং একে সে ভাল মনে 
করে সে প্রকারান্তরে একথারই ঘোষণা দেয় যে, মুহাম্মদ সাল্লাল্লাহু 
‘আলায়হি ওয়া সাল্লাম নোট বিল্লাহ) রিসালাতের দায়িত্ব পালনে খিয়ানত 


১. যার ভেতর তার খ্যাতনামা পৌত্র মওলানা মুহাম্মদ ইসমাঈল শহীদ (মৃ. ১২৪৬ হি.) 
বিশেষভাবে উল্লেখযোগ্য 


হযরত মুজাদ্দিদ -এর সংস্কার ও পুণর্জাগরণমূলক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু ২০১ 


করেছেন। এজন্য যে, আল্লাহ সুবহানাহু বলেন, “আজ আমি তোমাদের 

নিমিত্ত তোমাদের দীনকে পূর্ণতা দান করলাম ।” অতএব যা রিসালত ও 

নবৃওত যুগে দীন ছিল না তা আজও দীন হতে পারে না।” 

আল্লাহ্র পক্ষ থেকে নাধিলকৃত শরীয়তের বৈশিষ্ট্য হল এর সহজ- সাধ্যতা 
এবং প্রতিটি যুগে এর কার্যোপযোগিতা, আর তা এজন্য যে, শরীয়ত প্রদাতা 
খিনি তিনি মানুষের স্রষ্টাও বটেন। তিনি মানুষের প্রয়োজন, তার প্রকৃতি এবং 
তার শক্তি ও দুর্বলতা সম্পর্কে অবহিত । 

ll | ৩১ ০৩৯১০ 21 

“যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানেন না? তিনি সূক্মদশী, সম্যক অবগত ৷” 

সূরা মুলক, ১৪ আয়াত; 

এজন্য শরীয়তে ইলাহী ও আসমানী শরীয়তে এসব কিছুরই অবকাশ 
রয়েছে। কিন্তু মানুষ যখন নিজেই শরীয়ত প্রদাতা হয়ে যাবে তখন সে এসবের 
ভেতর ভারসাম্য রক্ষা করতে পারবে না। বিদ'আতের মিশ্রণ এবং সময় সময় 
বুদ্ধির দীন এতটা কঠিন, জটিল ও দীর্ঘ হয়ে যায় যে, লোকে বাধ্য হয়ে এধরনের 
ধর্মের শেকল গলা থেকে খুলে ফেলে এবং ০০১ ১8: 5৪২3০ ০153 
(তিনি দীনের ব্যাপারে তোমাদের উপর কোন কঠোরতা আরোপ করেন নাই)- 
এর নে'মত ছিনিয়ে নেয়া হয়। এর নমুনা সে সব ধর্মের ইবাদত, প্রথা-পদ্ধতি, 
ফরয ও ওয়াজিবসমূহের দীর্ঘ তালিকা-সুচীতে দেখা যাবে যেসব ধর্মে বিদ'আত 
স্বাধীনভাবে তার কাজ করার সুযোগ পেয়েছে। 

দীন ও শরীয়তের একটি বৈশিষ্ট্য হল এর বিশ্বব্যাপী একই রকম হওয়া। তা 
প্রতিটি যুগে ও প্রত্যেক কালে একই থাকে। দুনিয়ার কোন অংশের কোন মুসল- 
মান অধিবাসী দুনিয়ার অন্য যে কোন অংশেই যাক তার দীন ও শরীয়তের উপর 
আমল করতে কোন বেগ পেতে হবে না। তাকে স্থানীয় কোন দিক-নির্দেশনা ও 
পথ-প্রদর্শকের প্রয়োজন পড়বে না। এর বিপরীতে বিদ'আতের ভেতর একই রূপ 
ও এঁক্য পাওয়া যায় না। বিদআত প্রতিটি জায়গায় স্থানীয় ছাঁচ এবং রাষ্তরীয 
কিংবা শহরের টাকশাল থেকে মুদ্রিত হয়ে বেরিয়ে আসে আর তা হয় বিশেষ 
এঁতিহাসিক ও স্থানীয় কার্ধকারণ এবং একান্ত ব্যক্তিগত স্বার্থ ও উদ্দেশ্যের ফল। 
এজন্য প্রতিটি দেশ বরং এর থেকেও সামনে অগ্রসর হয়ে কোন কোন সময় এক 
একটি প্রদেশ এবং এক একটি শহরের বিদ“আত, এরপর মহল্লা ও ঘরসমূহের 
ধৰ্মীয় আবিষ্কার ও উদ্ভীবনসমূহ এসবেরই সঙ্গে নির্দিষ্ট হয়ে থাকে । আর এভাবেই 
শহরে শহরে ও ঘরে ঘরের দীন ভিন্ন হতে পারে। 


২০২ হযরত মুজাদ্দিদ আলফেছানী (র) 
এই সব চিরন্তন ও বিশ্বজনীন স্বার্থ ও কল্যাণ চিন্তার ভিত্তিতেই রসূলুল্লাহ 
সান্নাল্লাহ আলায়হি ওয়াসাল্লাম স্বীয় উম্মতকে বিদ‘আত থেকে বাঁচার ও সুন্নতের 
হেফাজতের জন্য কঠোর তাকীদ প্রদান করেছেন। তিনি বলেন $ 
০১ রও 43০ এ Ls lia Gol ৬৪ ৬০৯ ০০ 
“যে আমাদের দীনে নতুন কিছুর উদ্ভাবন কিংবা প্রবর্তন ঘটাবে যা এতে ছিল 
না তা রদ ও বাতিল হিসেবে গণ্য হবে।” 
তিনি আরও বলেন ৪ 
alll এ 4১০ JS ৭১০ 255৪ KS 05 telly এ 
“বিদ'আত থেকে বাঁচ! কেননা সব রকমের বিদ'আতই গোমরাহী ও 
পথত্রষ্টতার নামান্তর আর সব রকমের গোমরাহীর পরিণতি হল জাহান্নাম ।” 
তিনি বিজ্ঞসুলভ ভবিষ্যদ্বাণীও করেছেন £ 
Dall ০০ lis (62 ed) Yes ys Saal Ls 
“যখন কোন জাতিগোষ্ঠী দীনের ভেতর নতুন কোন কিছুর উদ্ভাবন ঘটায় 
তখন এর পরিণতিতে সমপরিমাণ সুন্নত অবশ্যই উঠে যাবে।” 
সাহাবায়ে কিরাম এবং তাদের পর আইন্মায়ে 'ইজাম ও ইসলামের ফকীহ- 
বৃন্দ, স্ব-স্ব যুগের মুজাদ্দিদ ও সংক্কারকগণ এবং উলামায়ে রব্বানী সর্বদাই আপন 
আপন কালের বিদ'আতের কঠোরভাবে বিরোধিতা করেছেন এবং ইসলামী 
সমাজ ও ধৰ্মীয় মহলে এ সব বিদ'আত গৃহীত হবার ও প্রচলন ঘটার থেকে বাধা 
দেবার সাধ্য মত তারা চেষ্টা করেছেন। এসব বিদ“আতের ভিতর সাধারণ মানুষ 
ও সরল বিশ্বাসী লোকদের যেই চুন্বক আকর্ষণ সব যুগেই থেকেছে এবং এথেকে 
" সেই সব পেশাদার ও দুনিয়াদার ধর্মীয় দল-উপদল ও লোকের যেই সব ব্যক্তিগত 
স্বার্থ জড়িত রয়েছে যার ছবি আল্লাহ তা'আলা কুরআন মজীদের এই বিস্মকর 
আয়াতে এঁকেছেন ৪ 
9৮104303021 SEU SUI LAH oa ৫011৭ জে ৫210 
“হে মুমিনগণ! পণ্ডিত এবং সংসারবিরাগীদের মধ্যে অনেকেই লোকের ধন- 
সম্পদ অন্যায়ভাবে ভোগ করে থাকে এবং লোকদেরকে আল্লাহ্‌র পথ থেকে 
নিবৃত্ত করে।” সুরা তাওবা. ৩৪ আয়াত; 


হযরত মুজাদ্দিদ -এর সংস্কার ও পুণর্জাগরণমূলক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু ২০৩ 


এর দরুন তাদেরকে তীব্র বিরোধিতা ও কষ্টের মুখোমুখি হতে হয়েছে! 
কিন্তু তারা এর পরওয়া করেন নি এবং একে তীরা তীদের যুগেব জিহাদ ও 
শরীয়তের হেফাজত এবং দীন তথা ধর্মকে বিকৃতির হাত থেকে বাঁচাবার পবিত্র 
কর্তব্য মনে করেছেন। বিদ'আতের এই সব বিরোধীরা এবং সুন্নতের 
পতাকাবাহিণণ স্বীয় যুগের সাধারণ গণমানুষ এবং সাধারণের মত বিশিষ্ট 
লোকদের পক্ষ থেকে “অনড় ও স্থবির”, “কল্পনাপূজারী” “ধর্মের দুশমন” 
ইত্যাদির ন্যায় খেতাব লাভ করেছেন। কিন্তু তথাপি তাঁরা এর পরওয়া করেননি। 
তাঁদের এই মৌখিক ও কলমী জিহাদ, হক প্রতিষ্ঠা ও বাতিলের উৎসাদন 
প্রয়াসের ফলে বহু বিদ'আত এভাবে খতম হয়ে গেছে যে, সে সবের উল্লেখ 
. কেবল সভ্যতা-সংস্কৃতির ইতিহাসেই রয়ে. গেছে আর যেগুলো এখনো অবশিষ্ট 
রয়ে গেছে সে সবের বিরুদ্ধে হক্কানী (সত্যনিষ্ঠ) উলামায়ে কিরাম এখনও 
সংগ্রামে লিপ্ত। 


১০০5০১০8454 ৮০৩০ BL Ey SE bs 
“মু'মিনদের ভেতর কতক আল্লাহ্‌র সাথে কৃত অঙ্গীকার পূর্ণ করেছে, 
ওদের কেউ কেউ শাহাদত বরণ করেছে আর কেউ কেউ প্রতীক্ষায় রয়েছে। 
ওরা তাদের অঙ্গীকারে কোন পরিবর্তন করে নাই 1” সূরা আহযাব, ২৩ 
আয়াত; 
এই ব্যাপারে সবচে’ বড় ভ্রান্তি ছিল বিদ'আতে হাসানার ভ্রান্তি। লোকে 

বিদ'আতকে দু'ভাগে ভাগ করে রেখেছিল ঃ বিদ“আতে সায়্যি'আঃ ও বিদ'আতে 

হাসানাঃ। তারা বলত যে, সব ধরনের বিদ'আতই বিদ“আতে সায়্যি'আঃ হয় না। 
বিদ'আতের অনেকগুলোই বিদ'আতে হাসানা তথা উত্তম ও কল্যাণকর বিদ'আত 
যা হাদীসে ব্যবহৃত &১..৯২০:,৫ অর্থাৎ “প্রতিটি বিদ'আতই গোমরাহী”-এর 

ব্যতিক্রম ও আওতামুক্ত 1১ 

১, সব লোকের সবচে' বড় দলীল হযরত ওমর (রা)-এর উক্তি যা তিনি জামা'আত সহকারে 
তারাবীহ আদায়কারীদের দেখে করেছিলেন, ১১৯ 2০4 ৩০৯; “এ বড় সুন্দর বিদ'আত |” 
অথচ সকলেই একমত যে, এখানে আভিধানিক অর্থেই একে বিদ'আত বলা হয়েছে। নইলে 
তারাবীহ সহীহ হাদীস দ্বারা প্রমানিত এবং সে সব হাদীস মুতাওয়াতির পর্যায়ের । 
বিদ'আতের সংজ্ঞার জন্য ইমাম শাতিবীর 7... ₹৮-3০/| এবং মওলানা ইসমাঈল 
শহীদের 2১০১ ০৫। (4০৭ ০৪ 221 ৬৯ 0৮28 শীর্ষক দু'টি এ বিষয়ক সবো্তিম 
পুস্তক, পাঠ করা দরকার । এ 


২০৪ হযরত মুজাদ্দিদ আলফেছানী (র) 

হযরত মুজাদ্দিদ আলফেছানী (র) বিদ'আতের এই ধরনের ভাগ-বন্টন এবং 
বিদ'আতে হাসানার বিরুদ্ধে যেই সর্বশক্তি প্রয়োগে জিহাদী পতাকা তুলে ধরেন, 
যেই আস্থা, শক্তি ও তাত্ত্বিক যুক্তি-প্রমাণ সহকারে একে প্রত্যাখ্যান করেন তার 
নজীর বহু দূর অবধি এবং বহুকাল অবধি পাওয়া যায় না। এপ্রসঙ্গে মকতৃবাতের 
কতিপয় উদ্ধৃতি দেখা যেতে পারে৷ 

সুন্নতে নববীর প্রচলন ও প্রচার-প্রসারের উৎসাহ এবং বিদ'আত উৎখাতের 
প্রেরণা দিতে গিয়ে স্বীয় মখদূমযাদা খাজা মুহাম্মদ আবদুল্লাহকে লিখিত এক 
পত্রে বলেন ৪ 

“এটা সেই সময় যখন হযরত খায়রু'ল-বাশার (সর্বোত্তম মানব অর্থাৎ 
মুহাম্মাদুর রাসূলুল্লাহ) সাল্লাল্লাহু আলায়হি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম-এর 
আবির্ভাবের হাজার বছর অতিক্রান্ত হয়েছে এবং কিয়ামতের আলামতসমূহ 
জাহির হওয়া শুরু হয়ে গেছে-নবৃওত যুগের দূরত্বের কারণে সুন্নত প্রচ্ছন্ন এবং 
যেহেতু মিথ্যা ও প্রতারণার যুগ, বিদ'আত প্রচলিত ও গৃহীত হচ্ছে, তখন কোন 
শ্যেনপক্ষী শাহবাধের প্রয়োজন যিনি সুন্নতের সাহায্য-সমর্থন করবেন এবং 
বিদ'আতকে পরাজিত করবেন ও পশ্চাতে নিক্ষেপ করবেন বিদ'আতের প্রচলন 
" দীনের ধ্বংসের নামান্তর এবং কোন বিদ'আতীকে সম্মান জ্ঞাপন ইসলামের 
প্রাসাদ-দৌধকে ধ্বসিয়ে দেবার সমার্থক হাদীসে পাকে বলা হয়েছেঃ 

Pad | 5৭৯ de 001 555 dows alin 9৪১৯ 

“যে ব্যক্তি কোন বিদ‘আতীকে সম্মান প্রদর্শন করল সে ইসলামকে ধ্বংস 

করতে সাহায্য করল ।” 

“পূর্ণ দৃঢ়তা, অটুট সংকল্প ও হিম্মতের সাথে এদিকে মনেযোগ দেবার 
দরকার রয়েছে যে, সুন্নতের ভেতর থেকে কোন্‌ সুন্নতের প্রচলন ঘটাতে হবে 
এবং বিদ'আতের ভেতর থেকে কোন্‌ বিদ'আতের উৎসাদন করতে হবে। একাজ 
সব সময়েই জরদ্রী ছিল। কিন্তু ইসলামের দুর্বলতার এই যুগে যখন ইসলামী 
প্রথাসমূহের প্রতিষ্ঠা সুন্নতের প্রচলন ও বিদ'আতের ধ্বংসের সঙ্গে জড়িয়ে গেছে, 
এ কাজ আরও জরুরী হয়ে গেছে” 

এরপর তিনি একই পত্রে বিদ'আতের ভেতর কোন প্রকারের ভাল দিক 
রয়েছে কিংবা এর ভেতর সৌন্দর্য লুকিয়ে রয়েছে এই রূপ ধারণার এবং 
বিদ“আতে হাসানার ব্যাখ্যা ও পরিভাষার বিরোধিতা করতে গিয়ে লিখেন ৪ 
দেখতে পেয়েছেন যে, বিদ'আতের কোন কোন প্রকারকে তারা ভাল বলে 


হযরত মুজাদ্দিদ -এর সংস্কার ও পুণর্জাগরণমূলক কর্মকাঞ্ডের কেন্দ্রবিন্দু ২০৫ 
অভিহিত করেছেন। কিন্ত এই গরীব এই মাস'আলার ক্ষেত্রে তাদের সঙ্গে 
একমত নন। গরীব কোন বিদ“আতকেই “হাসানা' মনে করে না এবং এক্ষেত্রে 
অন্ধকার ও পংকিলতা ভিন্ন কিছুই তার অনুভূত হয়না । নবী করীম (সা) বলেন $ 
4১0১554এ৫ “প্রতিটি বিদ'আতই গোমরাহী 1”১ 

অপর এক পত্রে যা তিনি মীর মুহীববুল্নাহকে আরবীতে লিখে ছিলেন 
-_ বলেন, 

“বুঝতে পারি না যে, লোকে কোথা থেকে এমন কোন কাজের ভাল হবার 
ফয়সালা করল যা ইসলামের ন্যায় পরিপূর্ণ দীন এবং আল্লাহর পসন্দনীয় ও 
মকবুল ধর্মের ভেতর নে“মতের পূর্ণতা দানের পর আবিষ্কার করা হয়েছে। তাদের 
কি এই মোটা কথাটা জানা নেই যে, পরিপূর্ণতা, পূর্ণাঙ্গতা ও কবুলিয়াত দানের 
পর কোন দীনের ভেতর কোন কিছু নতুন উদ্ভাবন করা হলে তার ভেতর ভাল বা 
সুন্দর হতে পারে না? 9১0 91751) ১% 15.54 “সত্যের পর গোমরাহী বা 
পথন্রষ্টতা ছাড়া আর বাঁ থাকে?” | 

“যদি তারা এটা জানত যে, পরিপূর্ণ দীনের ভেতর কোন নবোভূত ও নতুন 
সৃষ্ট বস্তুর ভাল হবার পক্ষে ফয়সালা দান তার অপূর্ণতা ও অপূর্ণাঙ্গতারই 
মেনে নেবার নামান্তর এবং একথার ঘোষণা যে, নে'মত এখনও পূর্ণ হয় নাই 
তবে তারা কখনোই এর দুঃসাহস করত না।”২ 

অপর এক পত্রে এই ব্যতিক্রমের উপর কথা বলতে গিয়ে তিনি বলেন £ 
(দীনের ভেতর) যখন প্রতিটি নবোডূত ও নতুন উদ্ভাবিত বন্তুই বিদ'আত এবং 
প্রতিটি বিদ'আতই যখন গোমরাহী তখন কোন বিদ‘আতে ভাল পাবার কী অর্থ? 
আর হাদীসে যখন পরিষ্কারভাবে এটা বোঝা যাচ্ছে যে, প্রতিটি বিদ“আতই সুন্নত 
উঠিয়ে নেয় এবং এতে কোনরূপ নির্দিষ্টতা নেই তখন এর পরিষ্কার অর্থ এই যে, 
প্রতিটি বিদ'আতই সায়্য’আ: ৷ হাদীসে বলা হয়েছে $ 

2০৩১৬০05১৪৯ Tas oth Tull ০০ কিছিক 5 Yl ই psi ৬৪০৭5 

“যখন কোন সম্প্রদায় কিংবা গোষ্ঠী দীনের ভেতর নতুন কিছুর উদ্ভাবন ঘটায় 

তখন এর ফলে সমপরিমাণ সুন্নত উঠিয়ে নেওয়া হয় । অতএব বিদ'আতের 

উদ্ভাবন ঘটাবার চেয়ে সুন্নত আঁকড়ে থাকা অনেক ভাল ।” . 

হযরত হাসান বে) থেকে বর্ণিত হয়েছে যে, রসূনুল্াহ্‌ (সা) বলেন, 

ll cell 43০ 383 ls is ৯ EHD les তি 6 একা 
১, পত্র নং ২৩, ২য় খণ্ড; মখদুমযাদা খাজা মুহাম্মদ আবদুল্লাহর নামে । 
২. পত্র নং ১৯, ২য় খণ্ড, মীর মুহিবুল্লাহ্র নামে। 


এ 


২০৬ হযরত মুজাদ্দিদ আলফেছানী (র) 
আট 

“যখনই কোন সম্প্রদায় বা গোষ্ঠী তাদের দীনে কোন বিদ'আতের উদ্ভাবন 

ঘটাবে তখন আল্লাহ তা'আলা অবশ্যই সেই সব সুন্নতের ভেতর থেকে 

কোন সুন্নত, যার উপর তারা ‘আমল করত, ছিনিয়ে নেবেন! এরপর 

কিয়ামত অবধি আর তা ফিরিয়ে দেবেন না।” 

জানা দরকার যে, কোন কোন বিদ'আত যেগুলোকে উলামায়ে কিরাম ও 
মাশায়েখগণ হাঁসানা মনে করেছেন যখন সেগুলোর উপর গভীরভাবে চিন্তা- 
ভাবনা করা হয় তখন মনে হয় সেগুলোও সুন্নত উত্তোলনকারী । 
লিখছেন ৪ 

“লোকে বলে যে, বিদ'আত দুই প্রকার ৪ বিদ'আতে হাসানা ও বিদ“আতে 
সায়্যি'আ: ৷ সেই নেক আমলকে বিদ'আতে হাসানা বলা হয় যা রিসালত যুগে ও 
খোলাফায়ে রাশিদীনের আমলে পরে জন্ম হয়েছে এবং যার কারণে কোন সুন্নত 
উঠে যায় না কিংবা বিদায় নেয় না। আর বিদ'আতে সায়্যি'আ: তাই যা সুন্নত 
উঠিয়ে দেয়৷ এই গরীবের এ সব বিদ'আতের ভেতর কোন বিদ'আতেই ভাল ও 
নুরানিয়াত চোখে পড়ে না এবং এতে সে অন্ধকার ও পংকিলতা ছাড়া কিছু 
অনুভব করে না। যদি ধরেও নেওয়া হয় যে, আজ কোন বিদ'আতী আমলের 
ভেতর দৃষ্টিশক্তির দুর্বলতার দরুন সজীবতা ও পরিচ্ছন্নতা চোখে পড়ছে, তাহলে 
কাল যখন দৃষ্টিশক্তি তার প্রাখর্য ও তীক্ষতা ফিরে পাবে তখন লোকসানের 
অনুভূতি ও লজ্জা ছাড়া আর কিছু মিলবে না। 

৩০২৯০ 3০৩৯ ছি এডি Cre Sys 
AS আছি ৭ ০ 42 গজ LS 

সায়্যিদু'ল-বাশার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লাম 

বলেন £ 


০০ এ ২০০ rl (5 সি Gal Saal ০ 
প্যারা আমাদের দীনে এমন কোন কিছুর প্রবর্তন বা উদ্ভাবন ঘটায় যা এর 
মূলে ছিল না তা বাতিল ও প্রত্যাখ্যাত হিসেবে গণ্য হবে ।”১ 
এই সব বিদ“আতে হাসানার ভেতর যা সে যুগে প্রচলন ঘটছিল অন্যতম 
ছিল মীলাদ মাহফিল। এর উদ্দেশ্য, লক্ষ্য ও মহত্তর সম্পর্কের কারণে একে 
বিদ'আত বলা ও এর বিরোধিতা করা খুবই নায়ুক ও কঠিন কাজ ছিল৷ এর 


5. প্র নং ১৮৬, ১ম খণ্ড, খাজা আবদুর রহমান মুফতী কারুলীর লামে। 


হযরত মুজাদ্দিদ -এর সংস্কার ও পুণর্জাগরণমূলক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু ২০৭ 


ফলে জনগণের ভেতর ভুল বোঝাবুঝি সৃষ্টি হওয়া এবং একে বেআদবী ও 
(রসূলুল্লাহর প্রতি) ভালবাসার কমতি হিসাবে ধরার আশংকা ছিল। কিন্তু 
মুজাদ্দিদ আলফেছানী রে)-র অন্তর মানস এব্যাপারে সম্পূর্ণ নিঃশংক ও দ্বিধাযুক্ত 
ছিল যে, যে জিনিসের অস্তিত্ খায়রু'ল-কুরূন যুগে নেই তাতে দীনের তরব্ী ও 
উম্মতের কল্যাণ নেই । কাল-পরিক্রমায় এতে বিভিন্ন রকমের ফাসাদের আশংকা 
রয়েছে। তাকে খোলাখুলিভাবে এ বিষয়ে জানতে চাওয়া হলে যে, যদি মীলাদ 
মাহফিল অবারিত হওয়া থেকে মুক্ত হয় তাহলে এতে ক্ষতি কি? জওয়াবে তিনি 
বললেন £ 

“মাখদুম! গরীবের মাথায় যা আসছে তাতে যতক্ষণ পর্যন্ত এর দরজা 
একেবারে বন্ধ করে দেওয়া না হবে কামনা পুজারীরা এর থেকে বিরত হবে না। 
এর জায়েয হবার অনুকূলে যদি বিন্দুমাত্র ফতওয়াও দেওয়া হয় তাহলে তা 
ক্রমান্বয়ে কোথা থেকে কোথায় গিয়ে যে পৌঁছবে তো কে জানে)1”১ 
৪১৩ dl ৪৮১৫৪ UE 

এভাবেই হযরত মুজাদ্দিদ আলফেছানী (র)-র বিচক্ষণ ও সাহসী পদক্ষেপ 
(বিদ'আতের সাধারণ বিরোধিতা এবং বিদ“আতে হাঁসানার অস্তিত্ব সম্পর্কে 
মতভেদ)-এর ফলে একটি বিরাট বিপদাশংকার প্রতিরোধ এবং একটি বড় 
রকমের ধর্মীয় বিশৃঙ্খলার দ্বাররুদ্ধ হয়ে যায় যা গায়র মুহাক্কিক আলিমদের 
সমর্থন,খানকাহগুলোর পৃষ্ঠপোষকতা ও সুধারণা, 'আমীর-উমারা ও নেতৃস্থানীয় 
ব্যক্তিবর্গের সোৎসাহী সমর্থনের কারণে মুসলিম সমাজে বিস্তার লাভ করে 
চলেছিল্‌। 


slyall ৪৯০০4০4৪951 ০০ dll ১১৯৪ 


১, প্রাগুক্ত । 
২. পত্র নং ৭২, ৩য় খণ্ড, খাজা হুসসামুদ্দীনের নামে । 


ষষ্ঠ অধ্যায় 
ওয়াহ্দাতু'ল-ওজুদ অথবা ওয়াহ্‌দাতু *শ-শুহুদ 

শায়খ আকবর মুহয়ি-উদ্দীন ইবন ‘আরাবী ও ওয়াহুদাতু'ল-ওজুদ 

প্রথম যুগের সুফীদের মুখ থেকে, যারা আল্লাহ্‌-প্রেমে আত্মবিভোল হতেন, 
এমন সব উক্তি প্রকাশিত হয়েছে যদ্ারা ওয়াহদাতু'ল -ওজুদ মতবাদ প্রমাণিত হয়৷ 
এঁদের ভেতর বিখ্যাত শায়খ ও আরিফ হযরত বায়াধীদ বোস্তামীর (যিনি তরীকতের 
অধিকাংশ সিলসিলার শ্রেষ্ঠতম শায়খ) উক্তি ৪ ,+/-৬ ৮১০] (২ ০১৯০ 
“আমারই গৌরব! আমার মর্যাদা কত বিরাট!” ও 4111 1.৮ ৯৯ ২৪১০৪] 
“আমার জুব্বার ভেতর আল্লাহ্‌ ভিন্ন কিছু নেই” এবং হুসায়ন ইবন মনসূর 
হাল্লাজ-এর “আনা"ল-হক” বিশেষভাবে মশহুর । 

কিন্তু শায়খ মুহয়িউদ্দীন ইবন আরাবী (ম. ৬৩৮/১২৪০ হি) যিনি 'শায়খ-এ 
আকবর’ নামে জগছিখ্যাত-এই মতবাদের মুজাদ্দিদ ও সর্বশেষ ব্যক্তি এবং 
জ্ঞানণত তথা তাত্বিক দিক দিয়ে এর প্রতিষ্ঠাতা ও ভিত্তি স্থাপনকারী এবং তারই 
আমল থেকে এর খ্যাতি ও জনপ্রিয়তা এমন এক পর্যায়ে গিয়ে উপনীত হয় যে, তা 
থেকে শক্তিশালীতরো মেযাজও সম্পূর্ণ নিরাপদ ও সুরক্ষিত থাকে নি। এমনকি তা 
কুচিশীল ও বিদগ্ধ গবেষকদের প্রতীক চিন্কে এবং তাদের বিশ্বজনীন উক্তিতে 
পরিণত হয় এবং একে অস্বীকার করা নিজের ষুর্থতার প্রমাণ দেওয়া ও সুফী 
মরমীদের মাহফিলে অপরিচিত ও ছেলেমানুষ ঘোষণার সমার্থক ছিল। মুজাদ্দিদ 
আলফেছানী (র)-র ভাষায় ঃ 

“তিনি এভাবে তীর অধ্যায় ও পরিচ্ছেদসমূহ নির্ধারণ করেন যেভাবে “ইলমে 
নাহ্‌ও ও সার্ফ-এ নিয়ম রয়েছে ।”১ শায়খ আকবর-এর নিকট 
ওয়াহদাতু'ল-ওজুদের হাকীকত কি এবং তিনি ভা কিভাবে পেশ করেন, এর ওপর 
কি সব দলীল-প্রমাণ কায়েম করেন এবং তাকে কিভাবে খ্রুব সত্য, একটি বাস্তব 
অভিজ্ঞতা এবং কাশৃফ ও মুশাহাদার ব্যাপারে বানিয়ে দেন এবং তা কিভাবে একটি 
স্থায়ী দর্শন ও একটি স্কুলে পরিণত হল, এর ওপর এতবড় লাইব্রেরী তৈরী হয়ে গেল 
যার মোটামুটি ও সামথিক খতিয়ান নেবার জন্যও একটি বৃহৎ আকারের দফতর 
১. পত্র নং ৮৯, তয় খণ্ড, কাধী ইসমাঈল ফরীদাবাদীর নামে । 


ওয়াহ্দাতু 'ল-ওজুদ অথবা ওয়াহ্‌দাতু 'স-শুহুদ ২০৯ 


প্রয়োজন । বক্ষ্যমান পুস্তকে এর প্রাসঙ্গিক ও সামগ্রিক আলোচনাও কঠিন বৈকি । 
যেহেতু দর্শন ও তাসাওউফের সুক্ষ্ম পরিভাষাসমূহ জীনা জরুরী এবং যেহেতু এর 
বাতেন তথা অন্তর্নিহিত অভিজ্ঞতা ও তাত্বিক ভ্রমণ ও সুলুক (আধ্যাত্মিক রাস্তা)-এর 
সঙ্গে গভীর সম্পর্ক রয়েছে সেজন্য এই সংক্ষিপ্ত অধ্যায়ে তা আয়ত্ত্ব করা কঠিন। 
পাঠকদের ভেতর যেসব সুধী একে তাত্বিকতাবে বুঝতে আগ্রহী তারা শায়খ 
আকবর-এর বিখ্যাত রচনা “ফতুহাত-ই মাক্জিয়্যা” ও “ফুসৃদু*্ল-হিকাম” পাঠ 
করতে পারেন ।১ হযরত মুজাদ্দিদ রে) ওয়াহদাতু'শ-শুহুদ প্রমাণ করতে গিয়ে দীর্ঘ 
সব পত্র লিখেছেন। এ সব পত্রে শায়খ আকবরের মতবাদকে তিনি যেভাবে তুলে 
ধরেছেন, যেভাবে তিনি এর সংক্ষিপ্ত-সাঁর পেশ করেছেন ও এর প্রতিনিধিত্ব 
করেছেন তা থেকেও এই মতবাদ, এর লক্ষ্য ও মর্ম অনুধাবনে সাহায্য পাওয়া 
যাবে। এর প্রয়োজনীয় উদ্ধৃতি এই নিবন্ধের স্বস্থানে আসবে । 

আমরা এখানে লাখনৌর আল্লামা “আবদু'ল-আলীর, যিনি বাহরু'ল-“উলুম 
নামে পরিচিত ও খ্যাত (মৃ. ১২২৫ হি.), ওয়াহদাতু*ল-ওজুদ নামক পুস্তিকার 
কতিপয় উদ্ধৃতি পেশ করছি। লেখক দর্শন শাস্ত্র ও নীতিশান্ত্রের এক অতল সমুদ্র 
হবার সাথে সাথে শায়খ আকবরের ওয়াহ্দাতু'ল-ওজুদ মতবাদের একজন 
ব্যাখ্যাতা ও মুখপাত্র এবং তীর রচনাবলী, বিশেষত “ফভূহাতে মাক্িয়্যা ও 
ফুসৃসুল-হিকাম”-এর ডূবুরী ও সাতারু ছিলেন। এই সব উদ্ধৃতি কিছুটা হলেও 
শায়খ আকবরের মর্জি ও অভিরুচি বোঝার ক্ষেত্রে সহায়ক হবে। যদিও এর 
মধ্যেও এমন কতগুলো পরিভাষা ও ব্যাখ্যা রয়েছে যে সম্পর্কে তারাই অবহিত যারা 
এ বিষয়ে সৃফীদের ভাষা ও প্রকাশভঙ্গী সম্পর্কে পরিচিত। এর থেকে অধিক 
সংক্ষিপ্ত ও সুস্পষ্ট প্রতিনিধিত্বমূলক ব্যাখ্যা আমরা পাইনি বিধায় আমরা এর সাহায্য 
নিয়েছি। 

“আল্লাহ্‌ তা'আলা ব্যতিরেকে যা কিছু আছে তা হয়ত বিভিন্ন অবস্থা নয়ত দৃঢ় 
ইচ্ছাশক্তিসমূহের জগত । সর্বপ্রকার অবস্থা ও দৃঢ় ইচ্ছাশক্তিসমূহ তার মূর্ত প্রকাশ 
ও বিকাশ । তিনি এ সবের মধ্যে বিকশিত ও প্রকাশিত । তার এই বিকাশ সেরূপ 
নয় হুলুল মতবাদে বিশ্বাসিগণ যার বিশ্বাস করে থাকে কিংবা সেরূপও নয় যেরূপ 
ইত্তিহাদ” মতবাদে বিশ্বাসিগণ বর্ণনা করে বরং এই বিকাশ সেই বিকাশের মত যা 
গণনার সংখ্যায় এক । গণনার সমস্ত সংখ্যা এক ভিন্ন আর কিছু নয়। সমগ্র 
বিশ্ব-জগতে একমাত্র সত্তার প্রকাশ দেখতে পাওয়া যায় । আধিক্যের ভেতর তিনিই 
প্রকাশিত। আপন সত্তায় তিনি অধিক নন। আল্লাহ্‌র পবিত্র সত্তার অস্তিত্ব থেকেই 


১. এ বিষয়ে সৈয়দ শাহ আবদুল কাদির মেহেরবান ফাখরী ময়লাপুরী মে. ১২০৪ হি.) (এ ০)৬-.৯১। ০) 
1১০১০11৪0১০ 55 ১5৩112340০০ 0 = নামক এছের অধ্যয়ন উপকারী এবং এ বিষে 
একটি সমৃদ্ধ গ্রন্থ। গ্রন্থটি ১৯৫৯ সালে মাদ্রাজ বিশ্ববিদ্যালয় প্রকাশ করে। 

১৪ | 


২১০ হযরত মুজাদ্দিদ আলফেছানী (র.) 


সব কিছু প্রকাশিত হয়েছে। আল্লাহরই সত্তা এই সব কিছুতে প্রকাশিত ৷ তিনিই 
আদি, তিনিই অন্ত, তিনিই প্রকাশ্য, তিনিই গুপ্ত ও প্রচ্ছনন; আল্লাহ যাবতীয় শরীক 
থেকে মুক্ত ও পবিভ্র।” 

“আল্লাহ্‌ তা'আলার নাম ব্যতিরেকে কোন প্রকাশমান বন্তুই প্রকাশিত হয় না। 
সেই পবিত্র নাম চাই কি তানযীহি (সৰ্বোৎকৃষ্ট, যাবতীয় দোষক্রটি ও অপবিভ্রতা 
থেকে মুক্ত অতি প্রাকৃত) অথবা তা তাশবীহি (অন্তর্বাসী ও পরিব্যাপ্ত) হোক। এখন 
এই সব নাম যখন তার প্রকাশের বেলায় ও পূর্ণতার ক্ষেত্রে প্রকাশমান বস্তুর ওপর 
নির্ভরশীল এবং এগুলো ব্যতিরেকে যখন তার পূর্ণতা কল্পনাই করা যায় না তখন 
আন্নাহ তা'আলা জগতের আ'য়ান অর্থাৎ মূল ও অপরিহার্য বৈশিষ্ট্য ও 
উপাদানসমূহকে অস্তিত্ব দান করেন যাতে সেই সব বৈশিষ্ট্য ও উপাদানসমূহ তার 
প্রকাশস্থল হতে পারে এবং তীর নামসমূহের পূর্ণতা পুরোপুরি প্রকাশিত হতে 
পারে ।” 

আল্লাহ তা'আলা ব্যক্তি সত্তার পূর্ণতার ব্যাপারে অকাট্য রূপেই বেনিয়ায ও 
প্রাচ্যের অধিকারী । কিন্তু নামসমূহের পূর্ণতার মর্যাদায় জগতের বাহ্যিক অস্তিত্ব 
থেকে বেনিয়ায নন ৷ হাফিজ শীরাধী বলেন 8 


এ ০৩৪ 08০ Ls বক Sls Cl এ 


অর্থাৎ যদি মাঁশুক তথা প্রেমাম্পদের ছায়া ও প্রতিবিস্ব ‘আশিক তথা প্রেমিকের 
ওপর পড়ে যায় তো কি হল, আমরা তীর মুখাপেক্ষী ছিলাম এবং তিনি আমাদের 
জন্য পাগলপারা। 

একথাটাই একটি হাদীসে কুদসী ছারা আরো বেশি প্রমাণিত হয়। 

- 81311 ০৪৯৪ ০৪১০৭11০4০২ 17৯৯৮ 1১৬ eS 

অর্থাৎ (আল্লাহ্‌ বলেন) “আমি ছিলাম এক গুপ্ত ভাণ্ডার । অনন্তর আমি চাইলাম 
আমি পরিচিত হই। অতঃপর আমি সৃষ্টিজগত সৃষ্টি করলাম যাতে আমার প্রকাশ 
ঘটে আর সৃষ্টিজণত আমার প্রকাশস্থল হয় ও প্রকাশস্থল হয় আমার নীমসমূহের ৷” 
একটি আকস্মিক ও দৈব ঘটনার (০০) তারা অন্যায় করছে, শিরক করছে আর 
তাদের এই শির্ক হল শির্ক-ই খফী। আর যারা এক অস্তিত্বের সমর্থক তারা বলেন 
যে, অস্তিত্ব কেবল আল্লাহ্র । তিনি ব্যতিরেকে আর যা কিছু আছে তা তীর প্রকাশ 
এবং তীর প্রকাশের আধিক্য তিনি যে এক তার পরিপন্থী নয়। তবে এই ব্যক্তি 
মুওয়াহহিদ তথা তৌহীদবাদী । 


ওয়াহ্দাতু'ল-ওজুদ অথবা ওয়াহ্দাতুস-শুহুদ ২১১ 


“তোমরা প্রকৃত ও যথার্থ সত্তার অপরিহার্য বৈশিষ্ট্য ও উপাদান নও । কেননা ' 
আল্লাহ্‌ তা'আলা স্বয়ন্ু সত্তা আর তোমরা সীমিত ও নির্ধারিত গণ্ডীতে আবদ্ধ । আর 
নির্ধারিত গণ্ডীতে আবদ্ধ সত্তা কখনোই 'স্বয়ন্ভু সত্তা হতে পারে না। তবে হ্যা, 
তোমরা নিজেদের হাকীকতের দিক দিয়ে যথার্থ সত্য ৷ আল্লাহ্‌ তা'আলা তোমাদের 
ভেতর নির্দিষ্ট হয়েছেন। তোমরা আল্লাহকে যথার্থ অস্তিতুশীল বস্তুসমূহের ভেতর 
নির্ধারণ ও সীমিতকরণের বাধ্য-বাধকতা থেকে মুক্ত ও স্বাধীন এবং নির্ধারণের 
বাধ্য-বাধকতা থেকে যুক্ত পাচ্ছ অর্থাৎ আল্লাহ্‌ তা“আলাকে নির্দিষ্ট ও সীমিত বস্তুর 
ভেতর প্রকাশিত দেখতে পাচ্ছ। 4111 1 (1 ১411] মা ১১৯৪» 3 আল্লাহ্‌ ভিন্ন 
কিছুর অস্তিত্ব নেই, আল্লাহ ব্যতিরেকে কোন উপাস্য নেই, নেই কোন মাবুদ ।”১ 

এই মতবাদের প্রভাব শায়খ-ই আকবরের মানার পর এতটা ব্যাপক ও বিস্তৃত 
হয়ে গিয়েছিল যে, বলা যেতে পারে, সুফী-দরবেশ, দার্শনিক ও কবিদের শতকরা 
নব্বই ভাগই এই মস্লার প্রবক্তা অথবা এর প্রভাবে ভীত হয়ে এর সমর্থকে 
পরিণত হয়। শায়খ-এর সঙ্গে মতানৈক্য পোষণকারীদের ভেতর অধিকাংশই 
ছিলেন মুহাদ্দিছ, ফকীহ এবং সেই সব ‘আলিম-উলামা’ যাদেরকে উলামায়ে 
আবু হায়্যান মুফাসসির, শায়খুল ইসলাম ‘ইযযুদ্দীন ইবন আবদুস-সালাম, হাফিজ 
আবু যুর'আ, শায়খুল ইসলাম সিরাজুদ্দীন আল-বুলুরীনী, সুল্লা আলী কারী, “আল্লামা 
সা'দুদ্দীন তাফতাযানী (র)-র মত খ্যাতনামা ‘আলিম ও শাস্তরবিদ ছিলেন। 

এসব হযরত যদিও তাঁদের জ্ঞান ও মনীষা, কুরআন-সুন্নাহর ওপর 
ব্যাপক-বিস্তৃত ও গভীর জ্ঞান এবং ধর্মীয় জ্ঞানে গভীর পাণ্ডিত্যের অধিকারী ছিলেন, 
ছিলেন বহু অগ্রসর, কিন্তু দুই -এফজন বাদে তাসাওউফ-এর সুক্মাতিসুক্ম জ্ঞানের 
ক্ষেত্রে তাদের বিরোধিতাকে 15145 15 51451 4041 “মানুষ যা জানে না তার 
দুশমনে পরিণত হয়”-এর সাধারণ মূলনীতির আওতায় ফেলে বিচার করা হয়। 
শায়খুল ইসলাম ইবন তায়মিয়া এবং 
ওয়াহদাতু*'ল-ওজুদ আকীদার বিরোধিতা ও সমালোচনা 

ওয়াহদাতু'্ল-ওজুদ মতবাদের বিরোধিতার সবচে” বড় পতাকাবাহী এবং এর 
ওপর কুরআন-সুন্নাহ ভিত্তিতে ও এর প্রভাব ও ফলাফলের আলোকে যা 
নিকটকালে এই মতবাদ ও গবেষণা-অনুসন্ধীন পরিচালনের ফলে সুফীমহলে ও 
সর্বসাধারণের ভেতর জাহির হওয়া শুরু হয়েছিল, সমালোচনা, পর্যালোচনা এবং এর 
সমাধান ও নিষ্পত্তি করার ক্ষেত্রে শায়খুল ইসলাম তাকিয়্যুদ্দীন হাফেজ ইবনে 


১. বাহরু'ল-উলৃম আল্লামা আবদুল আলী আনসারী লাখনবীকৃত “ওয়াহদাতু'ল-ওজুদ” নামক পুস্তিকা, অনু, 
মাওলানা শাহ যায়দ আবুল হাসান ফারূকী মুজাদিদী, নদওয়াতুল মুসান্লিফীন প্রকাশিত. দিল্লী ২৯-৫৬ গৃ। 


২১২ হযরত সুজাদিদ আলফেছানী (রর) 


তায়মিয়া (র)-র-(৬৬১-৭২৮ হি.) নাম সর্বাধিক আলোকোজ্জ্বল । তিনি শায়খ-ই 
আকবরের ওফাতের (৬৩৮ হি.) তেইশ বছর পর জন্ম নেন। শায়খ-ই আকবরের 
যে শহরে ইনতিকাল হয় (দোমিশকে) এবং যেই শহরে তিনি চির নিদ্রায় শায়িত 
সেখানেই ইমাম ইবনে তায়মিয়া রে) লালিত-পাঁলিত ও বর্ধিত হন, লেখাপড়া 
শেখেন, বাস্তব প্রশিক্ষণ লাভ করেন, তত্ত্বগত ও মানসিক পরিপুর্ণতার সর্বোচ্চ 
সীমায় পৌছেন। তীর অনুভূতি ও উপলব্ধি যখন সাবালকত্বের সীমায় পৌছে এবং 
তিনি যখন পরিবেশ ও পরিপার্থিক অবস্থার ওপর সমালোচনামূলক দৃষ্টিক্ষেপণ করার 
যোগ্যতা লাভ করলেন তখন শায়খ-ই আকবরের ইনতিকাল ৪০-৪৫ বছরের বেশি 
অতিক্রম করেনি। মিসর. ও সিরিয়া (শাম)-র পরিবেশ তীর তাত্বিক দুর্লভ গবেষণার 
কল-কোলাহলে ধ্বনিত-প্রতিধ্বনিত হচ্ছিল এবং জ্ঞান ও তত্ুজ্ঞান সোরিফত)-এর 
পানশালা তার একতৃবাদের স্বাদে মাতাল ছিল। মিসরে শায়খ আবুল-ফাতৃহ নসর 
আল-মুনজী ছিলেন শায়খ আকবর (ইবনু”্ল-“আরাবী)-এর কট্টর ভক্তদের অন্যতম 
এবং সাম্রাজ্যের প্রধান সচিব ও সর্বময় ক্ষমতার মালিক কুকনুদ্দীন বায়বার্স 
আল-জাশনগীর ছিলেন শায়খ নসর আল-মুনজীর ভক্ত ও মুরীদ ৷ সিরিয়ায় যেমন 
ঠিক তেমনি অধিকাংশ আরব দেশগুলোতে শায়খ আকবরের পুস্তকাদি, বিশেষত 
“ফুতৃহাত-ই মাকিয়্যা” ও “ফুসূসু'ল-হিকাম” সাধারণভাবে হাতে হাতে ঘুরত এবং 
লোকে তা পড়ে মাথা দোলাত ৷ স্বয়ং ইমাম ইবনে তায়মিয়া (রা) স্বীকার করেছেন 
যে, ফুতুহাত-ই মাক্কিয়্যা, কুনহুল মুহকাম, আল-মারবৃত, আদ-দুরুল ফাখিরা, 
মাতালি'উন-নুভূম প্রভৃতি গ্রন্থে বেশ ভাল জ্ঞানগত. ও ততবগত উপকারিতা ও পয়েন্ট 
পাওয়া স্বার়। শায়খ আকবরের মতবাদের ধারক-বাহকদের ভেতর ইবন সাব'ঈন, 
সদরন্দীন কৌনবী (যিনি শায়খ-ই আকবরের প্রত্যক্ষ ও সরাসরি শাগরিদ ছিলেন), 
বিলাইয়ানী ও তিলিমসানী বিশেষ খ্যাতির অধিকারী ছিলেন। ইমাম ইবনে তায়মিয়া 
(র) এই পুরো দলের ভেতর শায়খ আকবরকেই সকলের ওপর অগ্রাধিকার দেন। 
এর ফলে জানা যায় যে, তিনি ইনসাফ ও যাচাই-বাছাইয়ের আঁচল একেবারে 
পরিত্যাগ করেন নি এবং কুরআনী নির্দেশ ৪ ০1 aL ৩৫৫ S39 
০141031৬৫৯৩ “আর যখন তোমরা মানুষের মাঝে বিচার-নিষ্পত্তি কর তখন 
ন্যায-বিচার করবে”-এর ওপর আমল করেছেন । তিনি বলেন ৪ 

“এঁদের ভেতর ইবন আরাবীরই অবস্থান ইসলামের কাছাকাছি এবং তাঁর 
কথাবার্তা অনেক ক্ষেত্রেই তুলনামূলকভাবে ভাল । কারণ তিনি মাজাহির ও জাহির 
অর্থাৎ প্রকাশ পাবার স্থানসমূহ ও প্রকাশিতের ভেতর পার্থক্য করেন এবং শরীয়তের 
আদেশ-নিষেধ ও বিধি-বিধানসমূহকে আপন জায়গায় অনড় রাখেন। মাশায়েখ 
'ইজাম যেসব আখলাক ও ইবাদতের প্রতি তাকীদ প্রদান করেছেন তা এখতিয়ার 
করার পরামর্শ দিয়েছেন। এজন্য বহু সৃফী-দরবেশ তার কথা থেকে আধ্যাত্মিকতা 


ওয়াহ্‌দাতু'ল-ওজুদ অথবা ওয়াহ্‌দাতু‘স-শুহুদ | ২১৩ 


তথা রূহানিয়াত গ্রহণ করে থাকেন যদিও তারা সে সবের হাকীকত ভালভাবে 
উপলব্ধি করেন না, বোঝেন না । তাদের ভেতর খারা এসবের হাকীকত বোঝেন 
এবং সে সবের প্রতি আনুকূল্য প্রদর্শন করেন তাদের ওপর তীর কথার তাৎপর্য 
প্রকাশিত হয়।”১ 

অপর এক জায়গায় একজন উচ্চ মর্যাদার অধিকারী মুসলমান সম্পর্কে সুধারণা 
পোষণ এবং তীর সম্পর্কে নিজের মতামত পেশের যিম্মাদারীর নাযুকতা অনুভব 
করে লিখেছেন ৪ 

“আল্লাহ্‌ তা‘আলাই জানেন যে, তীর (ইবনে “আরাবীর) সমাপ্তি তথা 
ইনতিকাল কিসের ওপর হয়েছে। আল্লাহ তা'আলা সমস্ত মুসলমান নারী-পুরুষ 
জীবিত কিংবা মৃত সকলকে ক্ষমা করুন। 
od l= হও ট্রে Gt 9241 ৮৯৯3 04১৮1 ৮5 

৩ 353১ DIL) কিনা ০৭ 95 0515 

“হে আমাদের প্রভু প্রতিপালক! তুমি আমাদেরকে ক্ষমা কর আর ক্ষমা কর 
আমাদের সেই সব ভাইদের যারা ঈমানের ক্ষেত্রে আমাদের অগ্রবর্তী এবং 
ঈমানদারদের প্রতি আমাদের হৃদয়ে কোন প্রকার হিংসা-বিদ্বেষ রেখ না। হে 
আমাদের প্রতিপালক! তুমি তো দয়ার্দ, পরম দয়ালু ।” (সুরা হাশর, ১০ আয়াত) 
ওয়াহদাতুস্ল-ওজুদ আকীদার চরমপন্থী প্রচারক এবং 
এর প্রভাব-প্রতিক্রিয়া 

কিন্তু মনে হয় যে, এই গবেষণা ও অনুসন্ধানের বিশেষ মেযাজ ও স্বাদ-এর 
খোলামেলা প্রচার-প্রোপাগাপ্তা এবং এর শিক্ষা-দীক্ষার ক্ষেত্রে অত্যুৎসাহ ও অতি 
আগ্রহ এবং এক্ষেত্রে সতর্কতা অবলম্বন না করার দরুন স্বয়ং সিরিয়ায়, যা ছিল দীনী 
“ইল্ম-এর বিরাট কেন্দ্র এবং মিসরের মুসলিম তুকী হুকুমতের একটি গুরুত্বপূর্ণ 
প্রদেশ_ এক ধরনের মানসিক ও নৈতিক অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি হতে 
যাচ্ছিল। লোকে শরীয়ত, জ্ঞান-বুদ্ধি ও নীতি-নৈতিকতার সীমা অতিক্রম করতে 
চলেছিল এবং এক ধরনের সংকটজনক পরিস্থিতি মুসলিম সমাজে দৃষ্টিগোচর 
হচ্ছিল। জনৈক বিজ্ঞ পণ্ডিতের উক্তি ৪ মূলে নয় ফলে বৃক্ষের পরিচয়। 
ওয়াহদাতু'্ল-ওজুদ আকীদার বৃক্ষ যেভাবে ফলে-ফুলে সুশোভিত হতে যাচ্ছিল তা 
একজন শরীয়ত সমর্থক ও আত্মমর্ষাদাসম্পন্ন আলিম ও দাঈর জন্য উদ্বেগের বিষয় 
ও সমালোচনার পাত্র ছিল। 


১. শায়খ নসর আল-মুনজীর নামে শায়খুল ইসলামের পত্র, জালাউল-“আয়নায়ন, পৃ. €৭। 


২১৪ হযরত মুজাদ্দিদ আলফেছানী (র.) 


ইমাম ইবনে তায়মিয়া রে) বর্ণনা করেন (এবং তিনি বর্ণনার ক্ষেত্রে 
সাধারণভাবে অত্যন্ত সংযত ও সতর্ক) যে, তিলিমসানী (যিনি এই মা“রিফাতের 
জ্ঞানে সবার চেয়ে অগ্রণী) ওয়াহদাতু'ল-ওজুদ মতবাদের কেবল সমর্থকই নন বরং 
বাস্তবে এর নিষ্ঠাবান অনুসারীও ছিলেন । তিনি মদপান করতেন এবং অবৈধ ও 
নিষিদ্ধ কার্যে লিপ্ত থাকতেন (সত্তাই যখন একজন তখন আর হালাল-হারামের 
পার্থক্য কেন?) । ইমাম ইবনে তায়মিয়া (র) লিখছেন ঃ 

“আমার কাছে একজন বিশ্বস্ত ও নির্ভরযোগ্য লোক বর্ণনা করেছেন যে, তিনি 
তিলিমসানীর নিকট “ফুসুসু*্ল-হিকাম'-এর দরস গ্রহণ করতেন এবং একে আল্লাহর 
ওলী-‘আরিফদের কালাম মনে করতেন । তিনি যখন “ফুসৃস' পড়লেন এবং দেখতে 
পেলেন যে, এর বিষয়বস্তু তো কুরআন শরীফের সুস্পষ্ট বিরোধী, তখন তিনি 
'তিলিমসানীকে বললেন যে, এই কালাম তো কুরআনের বিরোধী ৷ তিনি 
(তিলিমসানী) জওয়াব দিলেন যে, কুরআন তো গোটাটাই শির্ক দ্বারা ভর্তি। এজন্য 
যে, সে (কুরআন) রব ও আব্দ-এর মাঝে পার্থক্য করে। তাওহীদ তো আমাদের 
কালামে আছে। তার এ ধরনের উক্তি রয়েছে যে, “কাশ্ফ দ্বারা সে সব বিষয় 
প্রমাণিত হয়েছে যা সুস্পষ্ট বুদ্ধিবৃত্তি আক্ল) বিরোধী” । 

তিনি আরও লিখেছেন £ 

“এক ব্যক্তি, যে তিলিমসানী ও তার ধ্যান-ধারণার সাথী ছিল, সমর্থক 
ছিল-আমাকে স্বয়ং শুনিয়েছেন যে, আমরা একবার এক মরা কুকুরের পাশ দিয়ে 
যাচ্ছিলাম যার গায়ে ছিল ঘা। তিলিমসানীর সাথী তাকে লক্ষ করে বলল, “এও কি 
খোদাওয়ান্দ-এর যাত।” তিলিমসানীর জওয়াব ছিল, “কোন বস্তু কি তার সত্তার 
বাইরে? হ্যা, সব কিছুই তারই সত্তার ভেতর ।” 

তিনি তার অপর গ্রন্থ ৮০|| ৮০১০৪ ৪1৪ £93 ২1 5১11-এ বলেন $ 

“কেউ কেউ যখন জিজ্ঞেস করল যে, ঘখন ওজুদ এক তখন স্ত্রী কেন হালাল 
আর মা হারাম? এই পণ্ডিত উত্তরে বলেছিল যে, আমাদের কাছে সব এক ৷ কিন্তু এ 
সব মাহজুবীন (যারা তাওহীদে হাকীকী সম্পর্কে অজ্ঞ ও অপরিচিত) বলল যে, মা 
হারাম । আমরাও বললাম যে, হ্যা, তোমাদের (মাহজুবীনদের) ওপর হারাম ।” 

এটা বলা যায় না যে, এ ধরনের দুঃসাহসী কথাবার্তা ও উক্তি, সব কিছুই 
মুবাহ্র ধারণা এবং নৈতিক ও চারিত্রিক নৈরাজ্য ও অরাজকতার যিন্মাদারী শায়খ-ই 
আকবর-এর মত মুহাক্কিক আরিফের ওপর কিংবা তীর সব গ্রন্থের ওপর ফেলা যায় 
মুজাহিদ, কঠোর কঠিন আত্মসমালোচক, শয়তানের চক্রান্ত ও কৌশল এবং 
নফসের প্রতারণা সম্পর্কে পূর্ণরূপে অভিজ্ঞ। কিনু তার এখানে এ ধরনের দুয়েকটি 


ওয়াহ্দাতু'ল-ওজুদ অথবা ওয়াহ্দাতু“স-শুহ্দ ২১৫ 


চরম বিভ্রান্তিকর কথাবার্তা পাওয়া যায় যদদ্ধারা সূচকে ফাল বানাবার মত লোকদের 
হাতে দরকারী মাল-মসলা এসে যায়। উদাহরণস্বরূপ বলা যায় ৪ 

“মুসা আ)-এর যুগে গো-বৎস পূজারীরা বস্তুতপক্ষে আল্লাহ্র পূজা-অর্চনাই 
করেছিল । মুসা (আ) যে হারন আ)-কে সমালোচনা করেছিলেন তা মূলত এজন্য 
যে, তিনি গৌ-বৎস পূজার যো মূলত আল্লাহ্‌র পূজাই ছিল আর তা এ জন্য যে, 
সর্বময় অস্তিত্‌ তো একই) বিরোধিতা কেন করলেন? তার মতে, মূসা (আ) সেই 
সব ওলী-“আরিফদের অন্তর্গত ছিলেন ধারা প্রতিটি জিনিসের ভেতর “হক'-এর 
সুশাহাদা (পৰ্যবেক্ষণ, প্রত্যক্ষ) করতেন এবং তাকে প্রতিটি বস্তুর যথার্থ প্রতিচ্ছবি 
মনে করতেন! তীর মতে, ফিরআওন তার দাবি .০২| 5১ 101-এর ব্যাপারে 
সত্যের ওপর প্রতিষ্ঠিত ছিল। কেননা সে প্রতিচ্ছবি ছিল। ফির“আওন যেহেতু 
ৃ্টিগতভাবে হুকুমতের অধিকারী ছিল, দগযুণ্ের কর্তা ছিল আর তাই সে 'সাহেবে 
হক’ ছিল বিধায় সে সঙ্গতভাবেই ৪৮০ 31155 (| “আমি তোমাদের সর্বোত্তম 
প্রভু” বলেছিল। কেননা যখন সকলেই কোন না কোনভাবে 'রব' বা 
রভূ-গ্রতিপালক তখন আমি তাদের ভেতর সর্বোত্তম ও সর্বোচ্চ । কেননা 
বাহ্যিকভাবে আমাকে তোমাদের ওপর হুকুমত করার ও তোমাদের ব্যাপারে 
ফয়সালা করার এখতিয়ার দেওয়া হয়েছে । তিনি আরও বলেন ৪ তারা বলে যে, 
যাদুকরেরা যখন ফির“আওনের দাবির সত্যতা সম্পর্কে জানতে পারল তখন তারা 
তার বিরোধিতা করেনি, বরং তা স্বীকার করে নিয়েছে এবং বলেছে যে, ১ ০৯৪1 
15511 ৪2০11 5৬৯ ০৮5 Lal ০৯৪ onl “তোমার যা ফয়সালা করবার তা 
করে ফেল; তুমি এই জগতে নির্দেশ দেবার, ফয়সালা করবার ক্ষমতা, রাখ।” 
এজন্যই ফিরআওনের এ কথা বলা অত্যন্ত সঙ্গত ছিল যে, আনা 
রাব্রুকুমু*্ল-আ'লা-“আমি তোমাদের সর্বোচ্চ প্রতিপালক ।” তারা হযরত গৃহ 
(আ)-এর ওপর সমালোচনা করে এবং তীর অবিশ্বাসী কওমকে যথার্থ ও সঠিক 
পথের পথিক ও সম্মানের পাত্র বলে মনে করে যারা পাথর পূজা করত। তারা বলে 
যে, সব পাথর পূজারী আসলে আল্লাহ্র-ই ইবাদত করেছিল আর নূহ (আ)-এর 
তুফান ও প্লাবন মূলত মা'রিফাতে ইলাহীরই সয়লাব ছিল, ছিল উত্তাল তরঙ্গ যার 
ভেতর তারা নিমজ্জিত হয়েছিল” ৷ 

আর এর দরুন এমন বহু আরিফ ও মাশায়েখ যারা শায়খ-ই আকবরকে 
অত্যন্ত উচ্চ মর্যাদার ওলী-আরিফ জ্ঞান করতেন এবং তাঁকে আল্লাহ্‌র মকবুল 
১. শায়খ আকবরের এসব উক্তি ০০ ১০-০৯ ce £9331 ৬০ এবং 44415 Gol ৩৫২ ৪০৪৫1 

থেকে গৃহীত এবং ইমাম ভারমিয়া “ফুসুসুল-হিকাম" থেকে এসব উক্তি উদ্ধৃত করার পর 

লিখেছেন যে, এখানে এ কথা উল্লেখ করা জরুরী যে, শায়খ আকবরের জ্ঞান ও দর্শন সম্পর্কে 


যারা অভিজ্ঞ তাদের এক দল মনে করেন যে, শায়খ রচিত গ্রন্থাদি বিশেষত 
ফুসুসুল-হিকাম”-এ প্রচুর সংযোজন ও পরিবর্ধন ঘটানো হয়েছে। 


২১৬ হযরত মুজাদ্দিদ আলফেছানী (র.) 


বান্দাদের অন্তর্গত মনে করতেন তারা স্ব-স্ব ভক্ত মুরীদ ও অনুসারীদেরকে এসব 
কিতাবাদির সাধারণ অধ্যয়নের ব্যাপারে কঠোরভাবে নিষেধ করতেন। 
'আন-নুরু'স-সাফির' নামক পুস্তকের গ্রন্থকার শায়খ মুহয়িউদ্দীন আবদুল কাদির 
ঈদরূসী তদীয় শায়খ আল্লামা বাহরুক থেকে বর্ণনা করেন যে, তীর মুর্শিদ 
সেকালের বুযুর্গ শায়খ আবূ বকর “ঈদরসী বর্ণনা করেছেন যে, আমার মনে পড়ে 
না, আমার আব্বা (শায়খ আবদুল্লাহ ইবন আবু বকর হাদরামী) আমাকে কখনো 
মেরেছেন কিংবা তিরফার করেছেন। একবারই কেবল এ ধরনের ঘটনা ঘটেছিল 
আর এর কারণ ছিল এই যে, তিনি আমার হাতে শারখ-এ আকবর-এর 
‘ফুতুহাত-ই মাক্ধিয়্যাঃ’-র একটি খণ্ড দেখেছিলেন। দেখার পর তিনি খুবই 
রাগাঘিত হন। সেদিনের পর থেকে আর কখনো সে বই আমি হাত দিয়ে স্পর্শ 
করিনি। তিনি বলতেন যে, আমার আব্বা শায়খ-এর “ফুতুহাত” ও “ফুমুস” নামক 
বই দু'টো পড়তে কঠোরভাবে নিষেধ করতেন। কিন্তু একই সাথে শায়খ-এর প্রতি 
সুধারণা পোষণের জন্যও তাকীদ করতেন এবং এই বিশ্বাস পোষণের জন্যও 
বলতেন যে, তিনি আল্লাহ্‌র একজন শ্রেষ্ঠতম ওলী ও আরিফ ছিলেন ।১ 
ভারতবর্ষে ওয়াহাদাতু*ল-ওজুদ আকীদা 

অষ্টম শতাব্দীতে যখন এই আকীদা-বিশ্বাস ভারতবর্ষে আগমন করে তখন এর 
আগমনের হেতু ছিল এই যে, ভারতীয় উপমহাদেশ নিজেই এই মতবাদ ও দর্শনের 
প্রাচীনতম উৎসাহী সমর্থক ও প্রবক্তা ছিল এবং সূফী দর্শনের কতক এঁতিহাসিকের 
মতে, ইসলামের সৃফিয়ায়ে কিরাম যারা ইরান, ইরাক ও মাগরিবে জন্মগ্রহণ 
করেছেন, তাওহীদে ওজুদীর সবক ভারতবর্ষ থেকেই গ্রহণ করেছিলেন। 
উপমহাদেশে ইসলাম আগমনের পরও কোনরূপ বিরতি ছাড়াই এই ভূখণ্ড এই 
মতবাদ ও দর্শনের পতাকাবাহী “হামাউস্ত”-এর সমর্থক এবং আর্য সমাজের মেযাজ 
ও চিন্তা-চেতনা, তাদের ধর্ম ও দর্শনের যো সেমিটিক জাতিগোষ্ঠী এবং আমিয়া-ই 
কিরামের জন্মভূমিতে সৃষ্ট ধর্মসমষ্টির বিপরীতে নির্ধারণ ও বিধি-নিষেধের বেড়াজাল 
থেকে মুক্ত ও পলায়নপর এবং ওয়াহদাতু'ল-ওজুদ ও “ওয়াহদাতে আদয়ান' তথা 
'সর্বেশ্বরবাদণ ও ‘সব ধর্মই সত্য'-এই মতবাদের সমর্থক) প্রায়োগিকতার কারণে 
এই চিন্তাধারা আরও বেশী গভীর ও নতুন পত্র-পুষ্প পল্পবে রূপ নেয়। এখানে 
এসে এই দর্শন ও মতবাদ স্থানীয় চিন্তা-চেতনার সঙ্গে মিশ্রিত ও সমন্বিত হয়ে এক 
নতুন উদ্দীপনা ও এক নতুন দর্শন ও চিন্তাধারার জন্ম দেয়। এখানকার সৃফীদের 
এক বিপুল সংখ্যককে এই মতবাদের সমর্থক, ধারক-বাহক ও প্রবক্তা হিসেবে 
দেখা যায়। এঁদের ভেতর বিশেষভাবে চিশতিয়া সাবেরিয়া তরীকার প্রখ্যাত বুযুর্গ 
শাহ আবদুল কুদ্দুস গঙ্গুহী শে. ৯৪৪ হি./১৫৩৭ খৃ.), শায়খ আবদুর রাষযাক 


১. আন-নূরু'স-সাফির, ৩৪৬ পৃ. । 


ওয়াহ্দাতু'ল-ওজুদ অথবা ওয়াহ্দাতুস-শুহ্দ ২১৭ 


বঝিনঝানুভী (মূ. ৯৪৯ হি/১৫৪২ খৃ.), শুকুরবার নামে খ্যাত শায়খ আবদুল আযীয 
দেহলভী (মৃ. ৯৭৫ হি/১৫৬৮ খৃ.), শায়খ মুহাম্মাদ ইবন ফাদলুল্লাহ বুরহানপুরী (মৃ. 
১০২৯ হি/১৬২০ খু.) এবং শায়খ মুহিবুল্নাহ ইলাহাবাদী (মৃ. ১০৫৮ হি/১৬৪৮ 
খৃ.) প্রত্যেকেই স্ব-স্ব যুগের ও কালের ইবনে আরাবী এবং স্ব-স্ব শহর নগরের 
ইবনে ফারিদ (মৃ. ৬৩১ হি/১২৩৪ খু.) ছিলেন। এঁদের অধিকাংশই হযরত 
মুজাদ্দিদ আলফেছানী (র)-র কিছু পূর্বের কিংবা তার সময়ের কাছাকাছি অথবা 
লাগোয়া যুগের খ্যাতনামা বুযুর্গ ছিলেন। 
শায়খ আলাউদ্বৌলা সিমনানীর ওয়াহদাতু'ল-ওজুদ 
মতবাদের বিরোধিতা 

ইতোপূর্বেই বলা হয়েছে যে, যে সমস্ত মনীষী ও আলিম-উলামা 
ওয়াহদাতু'ল-ওজুদ মতবাদ প্রত্যাখ্যান করেছিলেন, বিরোধিতা করেছিলেন এবং 
অধিকাংশই ইলমে জাহিরীতে পণ্ডিত হলেও ইলমে মাঁরিফাত ও হাকীকত, 
আধ্যাত্মিক জগতের রিয়াফত ও মুজাহাদা, এর সুক্ষাতিসূক্ষ্ম রহস্যসমূহ ও এর 
হাকীকত তথা ততুজ্ঞান, বাস্তব অভিজ্ঞতা ও এর রুচি-প্রকৃতি সম্পর্কে ছিলেন অজ্ঞ 
ও অপরিচিত । এজন্যই এই চিন্তা-চেতনার অনুসারীরা তাদের সমালোচনাকে এই 
বলে উপেক্ষা করতেন যে, 
১৩৩ 430৮০81 ১০45৪2৪৯ 55৭৪০ 45 UI এবং এক 014৪ এখন SU 

সর্বপ্রথম যেই তত্বজ্ঞানী আরিফ বিশেষভাবে ও গুরুত্ব সহকারে এই মতবাদের 
সমালোচনা করেন ও একে প্রত্যাখ্যান করেন তিনি হলেন শায়খ রুকনুদ্দীন আবুল 
মাকারিম আলাউদ্দৌলা সিমনানী ।১ 

আলাউদ্দৌলা আস-সিমনানী (৬৫৯-৭৩৬/১২৬১-১৩৩৬) খুরাসানের সিমনান 
নামক স্থানে একটি ধনী ও বিখ্যাত পরিবারে জনুগ্রহণ করেন। পরিবারের সদস্যরা 
সরকারে ও প্রশাসনের উচ্চতম পদে অধিষ্ঠিত ছিলেন। তিনি শায়খ নূরুদ্দীন 
আধ্যাত্মিক জ্ঞান হাসিল করেন এবং এজাযত লাভ করেন। তিনি শায়খ আকবর 
মুহয়ি উদ্দীন ইবনু*ল-“আরাবীর ওয়াহদাতুল-ওজুদ মতবাদের বিরুদ্ধে অতঃপর 
অব্যাহতভাবে বিতর্ক চালিয়ে যান এবং স্বীয় পত্রাবলীর ভেতর নানা জায়গায় এর 
আলোচনা করেন। তার মতে, আধ্যাত্মিক পথের পথিকের (সালিক) সর্বোচ্চ 


১. মকতুবাতে ইমাম রব্বানী, ৮৯ নং পত্র, ৩য় খণ্ড। 


২১৮ হযরত মুজাদ্দিদ আলফেছানী (র.) 


মনযিল তাওহীদ নয়, বরং ‘উবুদিয়াত । তীর বাণীসমষ্টি তদীয় মুরীদ ইকবাল ইবন 
সালিক সীস্তানী সংকলন করেন যার কয়েকটি পাণুলিপি “চিহ্ল মজলিস” বা 
“মালফুজাত-এ শায়খ “আলাউদ্দৌলা আস-সিমনানী” প্রভৃতি নামে বিভিন্ন 
লাইবেরীতে বিদ্যমান । জামীর “নাফাহাতুল-উন্স”, পৃ. ৫০৪-১৫-এর অধিকাংশ 
অংশই এসব মালফুজাতের ওপর ভিত্তি করেই রচিত ।৯ 
ওয়াশহ্দাতুশ-শুহুদ 

আমাদের জানা-শোনা মুতাবিক এমন দু'জন নামকরা ব্যক্তিত্ব গুজরে গেছেন 
খাদের কাছে ওয়াহদাতু'ল-ওজুদ মতবাদের সমান্তরাল ওয়াহদাতু'শ-শুহুদ মতবাদের 
আলোচনা ও সেদিকে ইঙ্গিত দেখতে পাওয়া যায়। এ দু'টোর ভেতর রুচি ও 
গ্যাথ্রোচগত পার্থক্য থাকা সত্তেও কেবল একটি ক্ষেত্রে এক্য বিদ্যমান আর তা হল 
সৎ নিয়্যত, সত্যের প্রতি অন্বেষা এবং ইখলাস তথা এঁকান্তিক নিষ্ঠা যার ওপর 
হেদায়েতের দরজা উনুক্ত হবার কুরআনী প্রতিশ্রুতি রয়েছে £ 1.১. ১১413 
নারি (১:3 “আর যারাই আমার জন্য চেষ্টা-সাধনা করে আমি 
অবশ্যই তাদেরকে আমার পথে পরিচালিত করব” আল-কুরআন ২৯ ৪ ৬৯)। 
তন্মধ্যে একজন হলেন শায়খুল ইসলাম হাফিজ ইবনে তায়মিয়া যিনি ছিলেন মূলত 
একজন মুহাদ্দিছ, ফকীহ ও মুতাকান্লিম। দ্বিতীয়জন হলেন মাখদুমুল মুল্ক 
শারাফুদদীন ইয়াহইয়া মুনয়ারী রে) যিনি ছিলেন মূলত একজন ওলী-আরিফ, তত্তৃজ্ঞ 
পণ্ডিত ও তাসাওউফের ইমাম। প্রথমোক্ত জনের লিখিত “আল-“উবৃদিয়াহ” নামক 
গ্রন্থ থেকে পরিষ্কার প্রতিভাত হয় যে, তিনি ওয়াহদাতু'শ-শুহুদ মতবাদের 
গলি-খুপচী সম্পর্কে জ্ঞাত ছিলেন এবং এই হাকীকত সম্পর্কেও ওয়াকিফহাল ছিলেন 
যে, সালিক তথা আধ্যাত্মিক পথের পথিক তার অধ্যাত্ম সাধনার পথে এই মকামের 
সন্মুখীন হন এবং তা আম্বিয়া আলায়হিমু'স-সালাম ও তীদের পূর্ণ অনুসারী সাহাবায়ে 
কিরাম প্রমুখের মা'রিফাতের তুলনায় নিশ্নস্তরের, কিন্তু ওয়াহদাতু'ল-ওজুদের মকাম 
থেকে উন্নত ও উচ্চতর ২ কিন্তু যেহেতু এটা তীর আসল ময়দান ছিল না বিধায় 
এতদসম্পর্কে ইঙ্গিত দিয়েই তিনি ক্ষান্ত থেকেছেন। 

কিন্তু মখদুম বিহারী (মৃ. ৭৮২/১৩৮০) তদীয় মকতৃবাতে অত্যন্ত 
চমৎকারভাবে এই বিষয়টি তুলে ধরেছেন। তিনি তার আপন ব্যক্তিগত অভিজ্ঞতা ও 
অনুসন্ধানী গবেষণার আলোকে বলেন যে, “সাধারণভাবে যাকে ওয়াহদাতু'ল-ওজুদ 
এবং আল্লাহ ভিন্ন আর সকল অস্তিত্বের শুধু নিশ্চিহ্ন ও পরিপূর্ণ ধ্বংস মনে করা হয় 
তা প্রকৃতপক্ষে ওজুদে হাকীকী বা প্রকৃত সত্তার অস্তিত্বের সামনে অন্যান্য 
১. Meir লিখিত নিবন্ধ, দা.মা.ই ৷ 
২. দেখুন ২245০11 ২10১ ৮৫-৮৮ পৃ ৫৬) 4৪৬ ০০ 411 3 ৪9৮1 El 05 


ওয়াহ্দাতু'ল-ওজুদ অথবা ওয়াহ্‌দাতু‘স-শুহুদ ২১৯ 


অস্তিতৃশীল বস্তুর এমনভাবে নিশ্প্রভ ও পরাভূত হয়ে যাওয়া যেমন সূর্যের প্রদীপ্ত 
রৌশ্নীর সামনে তারকারাজির আলো নিষ্প্ুত এবং ক্ষুদ্রাতিক্ষুদ্র সত্তার অভিত্‌ 
গুরুতৃহীন হয়ে যায়।” তিনি দু'টো শব্দে এই হাকীকত এভাবে বর্ণনা করেন ৪ 
লও 0433 Uy as 057 0৪ 
অর্থাৎ কোন বস্তুর অস্তিতৃহীন ও নিশ্চিহ্ন হয়ে যাওয়া এক জিনিস আর 
না হওয়া অন্য জিনিস। তিমি আরও বলেন যে, “এটা এমন একটি নায়ুক 
ও সঙ্গীন স্থান যেখানে অনেক বড় বড় লোকেরও পদশ্থলন ঘটে গেছে এবং 
যেখানে একমাত্র আল্লাহ্র তওফীক ও খিযির (আ)-এর মতো কামিল ওলীর 
ক 
৮ 
একজন নতুন সংক্কারকের প্রয়োজন 
কিনতু এই বিষয়টি আরও সুস্পষ্ট করবার জন্য এবং এ ব্যাপারে দালীলিক পূর্ণতা 
দানের জন্য এমন এক ব্যক্তিত্বের প্রয়োজন ছিল যিনি আধ্যাত্মিক পথের দুরূহ ও 
কণ্টকাবীর্ণ সফর করেছেন এবং এর উচ্চতর মনযিলসমূহ অতিক্রম করেছেন, 
হাকীকত সমুদ্রের যিনি ডুরুরী, রূহানী সমুদ্রের দক্ষ সাতারু, যিনি সেই সব বাস্তব 
অভিজ্ঞতায় সমৃদ্ধ এবং এর উত্তাল সমুদ্র পাড়ি দিয়ে হাকীকতের উপকূলে উপনীত 
হয়েছেন, ধিনি কোন বিষয় সম্পর্কে জ্ঞান না থাকলে তার অস্তিত্বই নেই বলে একে 
দলীল বানাবেন না বরং নিজের চোখে দেখা একজন লোক এবং একজন বুলন্দ 
হিন্মত ও সমুন্নত দৃষ্টির অধিকারী মুসাফির (পর্যটক)-এর ন্যায় পূর্ণ আস্থার সঙ্গে 
চোখে দেখার মত এই বলে দেবেন যে, তৌহীদে উজুদীর সম্পর্ক যতটা তাতে 
AK ০০৭ ১০৬ ১৯ শর LFS rl USA 
০৩৯ [9৫ Ul 5৬২৬০ শন Al 


“এই গলির প্রতিটি অণু-পরমাণু সম্পর্কে আমি অবহিত; বহুকাল আমি এ পথে 
আসা-যাওয়া করেছি।” 
কিন্তু সেই সঙ্গে এও বলবেন, 
১১০৯ (৫৫৯ 3৪। lps | ৪৭ Im 
“নক্ষত্রপুর্জের পরে আরও জগত রয়েছে।” 


ওয়াহদাতু'ল-ওজুদ-এর সিলসিলায় এ পর্যন্ত এর পক্ষে ও বিপক্ষে তিনটি মত 
রয়েছে ঃ 


২২০ হযরত মুজাদ্দিদ আলফেছানী (র.) 


১. ওয়াহদাতু'ল-ওজুদ-এর পরিপূর্ণ গ্রহণ ও স্বীকৃতি এবং একথা মেনে নেওয়া 
Re: ba SHC Soe ৮ 
বা চূড়ান্ত ধাপ ৷ 

২. ওয়াহ্দাতু'ল-ওজুদ মতবাদ পরিপূর্ণরূপে প্রত্যাখ্যান এবং এ কথা মেনে 
নেওয়া যে, এ মতবাদ কল্পনাগ্রসৃত, খেয়ালী শক্তির কার্যকারিতা এবং অভ্যন্তরীণ 
পর্যবেক্ষণ ব্যতিরেকে আর কিছু নয়। 

৩. ওয়াহদাতু'ল-ওজুদ মতবাদের সমান্তরাল ওয়াহদাতু'শ-শুহুদ মতবাদের 
দর্শন এবং এটা যে, বাস্তবে আধ্যাত্মিক পথের পথিক (সালিক)-এর যা কিছু 
দৃষ্টিগোচর হয় মূলত তা ১১1 ১১ প্রকৃত বাস্তব । 

তা এ নয় যে, ওজুদ এক এবং ওয়াজিবু'ল-ওজুদ ব্যতিরেকে সব ওজুদ মূলত 
নিহ্প্রভ ও অস্তিত্বহীন, বরং প্রকৃত ব্যাপার এই যে, মওজুদাত স্বীয় স্থানে বিদ্যমান ও 
প্রতিষ্ঠিত। কিন্তু ওয়াজিবু'ল-ওজুদের উজুদে হাকীকীর নূর তার ওপর এমনভাবে 
পর্দা ফেলে দিয়েছে যে, তা আর দৃষ্টিগোচর হয় না। যেভাবে সূর্য উদিত হবার পর 
এর তীব্র আলোকরশ্ির সামনে নক্ষত্রপূঞ্জ স্নান ও নিষ্পৃভ হয়ে যায় এও ঠিক 
তেমনি ৷ এমতাবস্থায় যদি কেউ বলে বসে যে, নক্ষত্রপুঞ্জের কোন অস্তিত্বই নেই 
তবে সে মিথ্যাবাদী হবে না। ঠিক তেমনি বিশাল সৃষ্টিজগত সেই পরিপূর্ণ ও 
অন্তিতুই নেই। 
মুজাদ্দিদ আলফেছানীর (র)-র অবদান 

মুজাদ্দিদ আলফেছানী (র) এই তিন মতবাদের মুকাবিলায় চতুর্থ মতবাদ 
এখতিয়ার করেন। তার মতে, ওয়াহদাতু'ল-ওজুদ আধ্যাত্মিক পথের পথিক 
(সালেক)-এর সায়র ও সলুকের একটি মনযিল 1 সাধনা পথে অগ্রসর হবার কালে 
সে প্রত্যক্ষ করে যে, সেই পরম প্রভু ও পরিপূর্ণ সত্তা ব্যতিরেকে আর কোন বস্তুর 
অস্তিত্ব নেই, যা কিছু আছে তা একই অস্তিত্ব । বাকী যা কিছু তা সবই তাঁর “একই 
বস্তুর বহু আংগিকে ও বহু রূপ-বর্ণে আত্মপ্রকাশ (০5১০৩ ৩১:৯5) অথবা 
শায়খ আকবর ও তাঁর মতবাদী আরিফীনদের মতে, অনুগামী বহিঃপ্রকাশ 
(০১১৮০) 

কিন্তু তৌফীক-এ ইলাহী যদি সঙ্গী হয় আর শরীয়তের প্রদীপ শিখা যদি হয় 
পথ-প্রদর্শক এবং আধ্যাত্মিক পথের পথিকের হিম্মত যদি বুলন্দ হয় তাহলে দ্বিতীয় 
মনযিলও সামনে এসে দেখা দেয় আর সেটা হল ওয়াহদাতু’শ শুহুদ-এর মনযিল। 

এভাবেই হযরত মুজাদ্দিদ আলফেছানী (র) ওয়াহ্দাতু'্ল-ওজুদ যো কয়েকশ 
বছর যাবত সুযোগ্য সালেকীন ও আরিফীনের এবং সুক্ষদর্শী জ্ঞানী পণ্ডিত ও 


ওয়াহ্দাতু'ল-ওজুদ অথবা ওয়াহ্‌দাতু‘স-শুহুদ . ২২১ 


দার্শনিকদের মতবাদ হিসেবে চলে আসছিল) প্রত্যাখ্যান করেন এবং এর সর্বাপেক্ষা 
বড় প্রবক্তা ও ভাষ্যকার শায়খ-এ আকবর মুহয়িউদ্দীন ইবৃন “আরাবীর (খাঁর জ্ঞান ও 
দার্শনিক তত্ব, সূক্মদৰ্শিতা ও রহস্যজ্ঞান এবং রাহানী কামালিয়াত অস্বীকার করা 
কঠিন) উচ্চ মর্তবা, আল্লাহ্র নিকট মকবুলিয়াত ও এঁকান্তিক নিষ্ঠা (ইখলাস) 
অস্বীকার না করেও বরং উচ্চ কণ্ঠে তা স্বীকার করেও এর সঙ্গে আরও কিছু যোগ 
করেন এবং একটি নতুন অর্জন ও প্রাপ্তির ঘোষণা দেন যা একদিকে জমহ্র 
মুসলমানদের আকীদা-বিশ্বাস এবং কুরআন, সুন্নাহ ও শরীয়তে হক মুতাবিক, অপর 
দিকে তা পেছনের দিকে টেনে নেবার এবং এক বিরাট দলের জ্ঞান ও গবেষণা 
একেবারে উড়িয়ে দেবার পরিবর্তে এমন একটি বিষয়ের বৃদ্ধি ঘটিয়েছেন যদ্বারা 
শরঈ নস্‌, অকাট্য মূলনীতি সিয়ারে আনফুস ও আফাক-এর সর্বশেষ 
আবিষ্কার-উদ্ভাবন ও গবেষণার মধ্যে সামঞ্জস্য সৃষ্টি হয়ে যায়। 
ব্যক্তিগত অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ 

এই ভূমিকার পর হযরত মুজাদ্দিদ আলফেছানীর কতকগুলো উন্নতমানের 
পত্রের (যা তুলনামূলকভাবে স্পষ্ট ও সহজবোধ্য) উদ্ধৃতি পাঠ করুন। 

স্বীয় আধ্যাত্মিক উন্নতি ও ওয়াহদাতুল-ওজুদ মতবাদ থেকে ওয়াহদাতুশ-শুহুদ 
পর্যস্ত-উপনীত হবার হালত সম্পর্কে তারই একজন সম্পর্কিত ভক্ত শায়খ সূফী’কে 
এক পত্রে লিখেছেন £ 

“মাখদুম ও মুকার্রাম! অল্প বয়স থেকেই এই অধমের আকীদা-বিশ্বাস ছিল 
তওহীদবাদীদের আকীদা-বিশ্বাস। অধমের শ্রদ্ধেয় পিতাও বরাবর দৃশ্যত একই 
আকীদায় বিশ্বাসী ছিলেন এবং স্বতন্ত্রভাবে উল্লিখিত তরীকার সঙ্গেই যুক্ত ছিলেন৷... 
সেই প্রবাদ অনুসারে যে, «:৪811 3.০১ 4৪১1] ০১| “ফকীহ্র পুত্রও আধা 
ফকীহ হয়ে থাকেন।” অধমও সেই নিসবতে জ্ঞানগত ও তত্গতভাবে পিতার 
সূত্রে একটা উল্লেখযোগ্য অংশ লাভ করেছিল । আর সে এতে বড়ই স্বাদ ও মজা 
পেত ৷ এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তা“আলা কেবলই আপন ফযল ও করমে 
হাকীকত ও মা'রিফত সম্পর্কে অভিজ্ঞ মুওয়ায়্যিদুদ্দীন শায়খে রাশেদ, আল্লাহ্র 
পথের পথ-প্রদর্শক (রোহনুমায়ে রাহে খোদা) মুহাম্মদ আল-বাকী কুদ্দিসা সিররুহুর 
খেদমতে আমাকে পৌছে দিল আর তিনি (খাজা মুহাম্মদ বাকী বিল্লাহ) এই 
অধমকে তরীকায়ে আলিয়া নকশবান্দিয়ার তা'লীম দিলেন এবং তার হালের ওপর 
গভীর মনোযোগ (তাওয়াজ্জুহ) প্রদান করলেন। | 

“এই তরীকার অব্যাহত যিক্র ও শোগলের পর অন্পদিনেই এই অধমের ওপর 
' তওহীদে উজুদী উদ্ভাসিত হল এবং এই উদ্ভাসনের ক্ষেত্রে এক ধরনের চরম পন্থা 


২২২ হযরত মুজাদ্দিদ আলফেছানী (র.) 


সৃষ্টি হল। এই মকামের ইল্ম ও মা'রিতের ফয়েয অধিক পরিমাণে দেখা দিল 
এবং এই মর্তবার সৃক্ষাতিসূক্ষম রহস্যের ক্ষেত্রে এমন বিষয় খুব কমই ছিল যা 
উদ্ভাসিত করে তোলা হয় নি। 

“শায়খ মুহ্য়িউদ্দীন ইবৃন আরাবীর নায়ুক ও সুক্ষ্ম জ্ঞান যেমনটি দরকার ছিল 
সামনে এল এবং তাজল্লীয়ে যাতী যাকে “ফুসুসুল হিকাম’ প্রণেতা বর্ণনা করেছেন 
এবং তার সেই চরম উন্নতি লাভ ঘটল যে সম্পর্কে তিনি বলেন, 13 ১০১ 
ual pally (এরপর কেবল বিরাট শূন্যতা ব্যতিরেকে আর কিছুই 
নেই) দ্বারা তাকে ধন্য করা হল এবং সেই তাজাল্লীর সেই সব ইল্ম ও মা'আরিফ 
যাকে শায়খ (ইবনে আরাবী) খাতিমুল বিলায়াত (বিলায়েতের সর্বোচ্চ ও চূড়ান্ত 
স্তর)-এর সঙ্গে নির্দিষ্ট মনে করেন, বিস্তারিতভাবে ধরা পড়ল। অধম তাওহীদের 
এই মকামে হাল ও মত্ততার সেই সীমান্তে উপনীত হল যে, তার কোন কোন পত্রে 
(যা স্বীয় মুরশিদ) হযরত খাজা বোকীবিল্লাহ) কে লিখেছিলেন, এ ধরনের 
মন্ততাবস্থার কবিতাও লিখে দিয়েছিল । 

“অদৃশ্য জগতের খিড়কী দিয়ে দীর্ঘদিন এ অবস্থা চলে । এমনকি মাসের পর 
মাস ও বছরের পর বছর গড়িয়ে যায়। অবশেষে মেহেরবান মালিকের অসীম 
অনুগ্রহ অধমের প্রতি মুখ তুলে চাইল । সেই অবস্থা প্রকাশ প্রকাশের অঙ্গনে তার 
শুভ পদার্পণ ঘটল এবং বর্ণনাতীত আকৃতি ও বর্ণে নিঃশব্দে (5 ৭1৯ এ 
(তার অর্থাৎ সেই পবিত্র সত্তার মত কেউ নেই)-এর চেহারার ওপর যেই পর্দা 
পড়েছিল তা সরিয়ে দিল এবং পূর্বেকার সকল জ্ঞান যা ইত্তিহাদ ও ওয়াহ্‌দাতুল ওজু 
(বিশ্বময় একক সত্তা)-এর খবর দিত তা অপসৃত হল এবং সীমান্ত ও (২) ১৮:১০ 
নৈকট্য ও যাতী তথা একান্ত সত্তাগত সান্লিধ্য-সন্মিলন যা এই মকামে প্রকাশিত 
হয়েছিল, অবলুপ্ত হল। অতঃপর নিশ্চিত বিশ্বাস ও প্রতীতি দ্বারা জানতে পারলাম 
যে, আল্লাহ জাল্লা শানুহু এই জগতের সঙ্গে এ সব নিসবতের ভেতর থেকে কোন 
নিসবত (সম্বন্ধ, সংযোগ) রাখেন না । তার সীমান্ত বেষ্টনী ও নৈকট্য মূলত জ্ঞানগত 
ও ততগত, যেমন সত্যপথের অনুসারী পথিকগণ বিশ্বাস করে থাকেন (আল্লাহ্‌ পাক 
তাদের সাধনা ও প্রয়াসকে পুরস্কৃত করুন)। সেই পবিত্র সত্তা চূড়ান্ত বিচারে কোন 
কিছুর সঙ্গেই একীভূত হন না। সেই সত্তা তা রূপ-বর্ণ ও আকার-আকৃতি বিমুক্ত, 
বিশ্বজগতই কেবল আকার-প্রকার ও রূপ-বর্ণের দাগযুক্ত। যে সত্তা ‘কেমন ও 
কিরূপ'-এর উর্ধ্বে তা যা ‘কেমন কিরূপ’ (অর্থাৎ সৃষ্টিজগত) তার মত ও তুল্য 
হবে কি করে? যা নিত্য ও আবশ্যিক সত্তা (ওয়াজিব) তাঁকে অনিত্য ও 
আবশ্যিকতাবিহীন সম্ভব (মুমকিন)-এর সঙ্গে একীভূত বলা যায় কি? যা অনাদি 
অন্তহীন অব্যয় (কাদীম) তা কখনো অস্তিত্হীনতা থেকে অস্তিত্ব লাভকারী 


ওয়াহ্দীতু 'ল-ওজুদ অথবা ওয়াহ্দাতুস-শুহুদ ২২৩ 


(হাদিস)-এর হুবহু বা সদৃশ হতে পারে না । যার লয় ও ক্ষয় অসম্ভব তা “ক্ষয়িষ্ণু ও 
বিলীয়মানে”র সাথে অভিন্ন অস্তিত্ববান হতে পারে না। কেননা বৃদ্ধিবৃত্তিক ও 
শরীয়তের দৃষ্টিতে হাকীকত ও মৌলতত্ত্বের পরিবর্তন অসম্ভব এবং বাস্তবে ও প্রকৃত 
বিচারে একটিকে অপরটির সাথে প্রযুক্ত করা কখনো শুদ্ধ হতে পারে না। এটা 
বিস্ময়ের ব্যাপার যে, শায়খ মুহয়িউদ্দীন (ইবনুল আরাবী) এবং তীর অনুসারীরা 
মহান অনাদি সষ্টার সত্বাকে নিরেট অপরিজ্ঞাত সাব্যস্ত করেন. এবং তার সত্তাকে 
কোন “বিধেয়'-এর উদ্দেশ্য মনে করেন না (যেমন আল্লাহ উদ্দেশ্য, অতি দয়ালু 
বিধেয় বাক্যটি তাদের চিন্তাধারায় প্রযোজ্য নয়)। এতদসত্ত্েও সাত্বিক পরিবেষ্টন 
এবং সত্তাগত নৈকট্য ও অঙ্গাঙ্গী সান্নিধ্য সেষ্টা ও বান্দার মধ্যে) সাব্যস্ত করেন। এ 
বিষয়ে আহলে সুন্নাহ্‌র আলিমগণের বক্তর্যই সঠিক ও যথার্থ (অর্থাৎ সব কিছুর 
যাকে ইবনুল আরাবী ও তীর অনুসারীরা “একীভূত সত্তা” বলেছেন তার) ব্যাপার 
মূলত জ্ঞানগত নৈকট্য ও উপলব্ধিজাতি পরিবেষ্টন (বাস্তবিক নয়)। 

“একীভূত সত্তা (তৌহীদে উজুদী) মতবাদের বিপরীত ও পরিপন্থী এই সব 
জ্ঞান ও সুক্ষ তত্ব অর্জিত হওয়ার সময়টি এই অধমের জন্য ছিল প্রচণ্ড অস্থিরতার 
যুগ ৷ কেননা সে সময়টাতে অধম এই একত্বাদ (তোহীদ) হতে উর্ধ্বতর অন্য 
কিছু বুঝত না, বোঝার জন্য প্রস্তুতও ছিল না। সেজন্য অধম অত্যন্ত বিনয় ও 
মিনতির সঙ্গে দোআ করত যাতে চলমান এই অভিজ্ঞান বিদুরিত না হয় (কেননা 
সম্ভবত এতে এক প্রকার মত্ততার স্বাদ থাকার কারণে তা অত্যন্ত প্রিয় ছিল)। 
অবশেষে সব পর্দা ও আবরণ যা সেই হাকীকতের ওপর পড়ে ছিল তা উঠে গেল 
এবং প্রকৃত সত্য উন্মুক্ত ও প্রস্ফুটিত হয়ে দেখা দিল। তখন বোঝা গেল যে, 
বিশ্বজগত যদিও আল্লাহ তা“আলার গুণগত পরিপূর্ণতার (কামালাত) জন্য আয়নার 
অবস্থানে রয়েছে, কিন্তু প্রকাশিত ও বিকশিত (আয়নায় যে প্রতিবিশ্ব দেখা যায়) তা 
অভিন্ন রূপে প্রকাশমান সত্তা (অর্থাৎ যার প্রতিবিশ্ব সে) নয় এবং ছায়া তার মূল সত্তা 
(অর্থাৎ যার ছায়া তার) হুবহু অস্তিত্ব হতে পারে না। একীভূত সত্তার মতবাদ 
পোষণকারী যেমন অভিমত পোষণ করেন (যেমন সূর্য ও তার কিরণ বা রোদ অভিন্ন 
নয় এবং আয়নার বুকে প্রতিফলিত সূর্য আসমানের এ সুর্য নয়। কেননা আসমানের 
সূর্যের তুলনায় আয়নায় প্রতিফলিত সূর্যের পরিধি ক্ষুরাতিদ্ষু্বও নয়)। 

“একটি দৃষ্টান্ত দিয়ে বিষয়টি সুস্পষ্ট করা যায়। যেমন সর্ববিধ জ্ঞান-বিজ্ঞানের 
অধিকারী কোন আলিমের ইচ্ছা হল যে, তিনি তার বহুবিধ জ্ঞানের কোমালাত) 
প্রকাশ করবেন এবং তার লুক্কায়িত ও প্রচ্ছন্ন সৌন্দর্য ও গুণাবলী জনসমক্ষে ভুলে 
ধরবেন। তখন তিনি কতকগুলো হরফ ও ধ্বনি আবিষ্কার করলেন যাতে করে সে 
সব হরফ ও ধ্বনির দর্পণে তার লুকায়িত ও প্রচ্ছন্ন সৌন্দর্য ও গুণাবলীর বিচ্ছুরণ ও 
পরিষ্ফুউন ঘটাতে পারেন। এমতাবস্থায় একথা বলা যায় না যে, এসব হরফ ও ধ্বনি 


২২৪ হযরত মুজাদ্দিদ আলফেছানী (র.) 


সমষ্টি যা এসব প্রচ্ছন্ন গুণের বিকাশ স্থল ও দর্পণরূপে পরিদৃশ্য হরফ ও ধ্বনিগুলো 
তার গুণাবলীর অভিন্ন সত্তা অথবা সে গুণাবলী পরিবেষ্টনকারী কিংবা সেগুলোর 
কাছাকাছি বা সেগুলোর সঙ্গে সত্তাগতভাবে একাত্মতাবোধক বরং সেগুলোর মধ্যে 
সেই সম্বন্ধই হবে যা নির্দেশক ও নির্দেশিত (দাল-মাদলুল)-এর মধ্যে এবং শব্দ ও 
অর্থের মধ্যে হয়ে থাকে । হরফ ও ধ্বনিগুলো এ সব গুণাবলীর নির্দেশক বা প্রমাণ 
ব্যতিরেকে আর কিছুই নয় এবং যেই সম্বন্ধ সৃষ্টি হয়েছে তা হবে ধারণা ও 
কল্পনা-প্রসূত। বাস্তবে এ সব সম্বন্ধ প্রকাশ করতে পারেন। এরূপ অবস্থায় একথা 
বলা যাবে না যে, তার লুক্কায়িত সৌন্দর্য ও গুণাবলীর (সদৃশ্যতা, একাত্মতা, 
পরিবেষ্টিত নৈকট্য, সত্তার সাথীত্ব, সততায় লীন ইত্যাদি)-এর কোন সম্বন্ধই সপ্রমাণ 
নয়। কিন্তু যেহেতু গুণাবলী এবং হরফ ও ধ্বনিসমূহের মধ্যে আত্মপ্রকাশকারী ও 
প্রকাশিত, বিকাশমান ও বিকশিত এবং নির্দেশক ও নির্দেশিত হওয়ার সম্বন্ধ সাব্যস্ত 
রয়েছে, সে কারণে কিছু কিছু (অধ্যাত্মচারী) লোকের কিছু কিছু আনুষঙ্গিক ও 
পার্থজাত বিষয়ের (পরগাছা) সূত্রে কল্পনাপ্রসূত (মনে মনে মিষ্টি খাওয়ার ন্যায়) 
সম্বন্ধ লাভ হয়। কিন্তু বাস্তবে সে সব পরিপূর্ণতা ও গুণাবলী এ ধরনের যাবতীয় 
সম্বন্ধ থেকে বিমুক্ত ও পবিত্র । হক (চূড়ান্ত সত্য, পরম সত্য- আল্লাহ) ও খাল্ক 
স্রষ্টা ও সৃষ্টি)-এর মধ্যে উল্লিখিত নির্দেশক ও নির্দেশিত হওয়ার এবং প্রকাশমান 
সত্তা ও প্রকাশিত বিশ্ব হওয়ার সম্বন্ধ ব্যতিরেকে অন্য কোন সম্বন্ধ নেই। একান্ততার 
মুরাকাবার (ধ্যান-নিমগ্নতার) আধিক্য কোন কোন মনীষী বুযুর্গের জন্য এ 
কল্পনাপ্রসূত সিদ্ধান্ত প্রদানের কারণ হয়ে থাকে। মুরাকাবা ও ধ্যানের রূপ-চিত্র 
কল্পনা শক্তির জগতে চিত্রায়িত হয়। আবার কতক মনীষী বুযুর্গের ক্ষেত্রে 
একাত্মতার জ্ঞান-চর্চা ও তার পুনঃপৌণিকতার কারণে এরূপ সিদ্ধান্তের এক 
ধরনের রুচি অর্জিত হয়। কিছু লোকের জন্য (ধ্যান ও জ্ঞান-চর্চা নয় বরং) এই 
দিকে আকৃষ্ট হবার অর্থাৎ ওয়াহদাতুল-ওজুদ মতাবলম্বী হবার সুত্র “প্রেমের 
আতিশয্য’ । কেননা প্রেমাম্পদের প্রতি প্রেমাতিশয্যের কারণে প্রেমিকের দৃষ্টিতে 
প্রেমাম্পদ ব্যতীত অন্য কিছুরই অস্তিত্ব থাকে না এবং সেও তার প্রেমাম্পদ ব্যতীত 
অন্য কিছুরই অস্তিত্ব থাকে না এবং সে তার থ্রেমাম্পদ ব্যতীত কোথাও কিছু 
দেখতে পায় না যো কিছুই দেখে তাকেই প্রেমাম্পদ ও “লায়লা” মনে হয়। ১৯. 
৬৩ (৯৬১৯ ৩৯ (54454 যেদিকেই তাকাই শুধু তোমাকেই দেখতে পাই 
(বইয়ের পাতার লেখাগুলো প্রেমাম্পদের মাথার কেশরাজি মনে হয়)। কিন্তু 
বাস্তবও এমন নয় যে, বাস্তবেই প্রেমাম্পদ-ব্যতীত কোথাও অন্য কিছুর অস্তিত্ব 
নেই। কেননা তা ইন্দ্রিয় উপলব্ধি, জ্ঞান-বুদ্ধির উপলব্ধি ও শরীয়তের পরিপন্থী । 
কখনো এই প্রেমাতিশয্যই ঝেষ্টনীভুক্ততা ও সাত্তিক সার্নিধ্যের (সম্মিলন) সিদ্ধান্ত 
প্রদানে উদ্যত ও উজ্জীবিত করে । তবে তৌহীদ (একতৃবাদের মৌল বিশ্বাস)-এর 
এ স্তরটি পূর্ববর্তী স্তর (প্রকার) দু'টোর চেয়ে সমুন্নত এবং ‘হালত’ (হাল)-এর 


ওয়াহ্‌দাতু‘ল-ওজুদ অথবা ওয়াহ্দাতু ‘স-শুহুদ ২২৫ 


পরিসীমার অন্তর্ভুক্ত যদিও তা যুক্তি-বুদ্ধি ও প্রকৃত বাস্তবের অনুকূল নয়। সেহেতু 
শরীয়ত ও প্রকৃত বাস্তবের সঙ্গে এ ধ্যান-ধারণার সমন্বয় বিধানের চেষ্টাও 
লৌকিকতা মাত্ৰ । সার-কথা, এটি কাশ্ফ-এর বিচ্যুতি (খাতা) যা ইজতিহাদের 
বিচ্যুতির ৫4161 ০১৯) বিধানভুক্ত (অর্থাৎ মুজতাহিদের ভুল যেমন শাস্তি বা 
তিরক্কারযোগ্য নয় বরং ক্ষমার যোগ্য, তদ্রপ এ ভুলও) তিরস্কার ও ভওসনার উর্ধে 
বরং হাল’ ও ‘আত্মহারা’ হওয়ার দৃষ্টিকোণ থেকে বিচার করলে একে সঠিক ও 
যথার্থতার সনদ দেয়া যায়” (মকতুব ১/৩১, শায়খ সূফীর নামে)। 
ওয়াহদাতুশ-শুহুদ বা তৌহীদে শুহুদী (দৃষ্টি একক সততায় সীমিত থাকা) 

শায়খ ফরীদ বুখারীকে লিখিত এক পত্রে হযরত মুজাদ্দিদ (র) বলেন, 
“আধ্যাত্মিক পথের পথিক সূফীগণের তাদের সুলুক ও অধ্যাত্ম পথে চলার কালে 
যেই তৌহীদ অর্জিত হয় তা দুই প্রকার $ তৌহীদে শুহুদী ও তৌহীদে ওজুদী। 
তৌহীদে শুহুদী অর্থ এককে দেখা অর্থাৎ অধ্যাত্ম পথের পথিক সালিক-এর দৃষ্টিতে 
এক ব্যতীত কিছুই থাকবে না, তার দৃষ্টি ‘এক’ থেকে বিচ্যুত হয়ে অন্যত্র পতিত 
হবে না। আর তৌহীদে ওজুদী হল ‘অস্তিত্বকে একের মধ্যে সীমিত করে দেখা, 
এককেই অস্তিত্বান মনে করা এবং এক ব্যতীত অন্য সব কিছুকেই অস্তিত্বহীন 
মনে করা 1” 

“এক ব্যক্তি সূর্যের অস্তিত্বে দৃঢ় বিশ্বাসী হল। এ বিশ্বাসের আধিক্য 
তারকারাজির অস্তিত্বের অস্বীকৃতি জ্ঞাপনকে অত্যাবশ্যকীয় করে না। তবে যে সময় 
ও যেই মুহুর্তে সে সূর্যকে দেখবে, তারকারাজি দেখবে না। তার দৃষ্ট বস্তু সূর্য 
ব্যতীত অন্য কিছুই হবে না এবং সূর্যের প্রতি দৃষ্টি নিবদ্ধ থাকার দরূন তারকা না 
দেখা অবস্থায়ও তার জানা থাকবে যে, তারকারাজি অস্তিতুহীন নয় বরং সে জানবে 
যে, তারকা আছে তবে পর্দাবৃত ও আচ্ছাদিত অবস্থায় এবং সূর্য রশ্মির ভেজওপ্রভাবে 
পরাজিত ও নির্জীব অবস্থায় রয়েছে” (পত্র নং ১১/৪৩, শায়খ ফরীদের নামে)। 
সামনে অগ্রসর হয়ে লিখছেন ৪ 

“আমার মুর্শিদ কেবলা হযরত খাজা বাকীবিল্লাহ রে) কিছুকাল তৌহীদে ওজুদী 
মতবাদ পোষণ করেছেন! তিনি তীর পুস্তক-পুস্তিকায় ও পত্রাবলীতে তা প্রকাশও 
করেছেন। কিন্তু শেষাবধি আল্লাহ্‌ তা'আলার পরম করুণা তাঁকে সেই অবস্থান 
(মকাম) থেকে তরব্বী দান করে এমন এক রাজপথে ও মহাসড়কে তুলে দেন যার 
ফলে তিনি পূর্ববর্তী স্তরের (তথ্য ও তন্তবাভিজ্ঞতার) সংকীর্ণতা ও সংকট থেকে 
মুক্তি পান” (প্রাগুক্ত) । 

১৫ একটি পত্রে শায়খ-এ আকবর ও ভার অনুগামীদের মতবাদ বর্ণনা করতে গিয়ে 


২২৬ হযরত মুজাদ্দিদ আলফেছানী (র.) 


“তারা ওয়াহদাতু'ল-ওজুদ মতবাদে বিশ্বাসী । তাদের ধারণায়, বর্হিজগতে 
অস্তিত্ব বলতে একটিই, মাত্রই একটি আর তাহল আল্লাহ্‌র সত্তা (যাতে হক) ৷ এর 
বাইরে কোন কিছুর অস্তিত্ব আদতেই নেই, আদৌ নেই । অবশ্য এর জ্ঞানগত 
প্রমাণের তীরাও সমর্থক । তীদের-কথা হল, ১৪2.4! 3241, ০৮৮৭ 91581 
অর্থাৎ “বস্তুগত বাহ্য অস্তিত্ব ও প্রকৃত সত্তার ঘ্বাণও পায়নি। তীরা বিশ্বজগতকে 
হক সুবহানাহু ওয়া তা“আলার ছায়া বা প্রতিবিষ্ব মনে করেন। কিন্তু তাঁদের মতে, 
এই ছায়ারূপী অস্তিত্ও কেবল, উপলব্ধি ও অনুভবের পর্যায়ে, বাস্তবে ও 
বাহ্যজণতের তা শুধুই নাস্তি মাত্র।” 

(পত্ৰ নং ১/১৬০, ইয়ার মুহাম্মদ জাদীদ বাখশী তালিকানীর নামে)। 

এ পত্রেই হযরত মুজাদ্দিদ সাহেব ওয়াহদাতুল-ওজুদ-এর স্তর থেকে তীর 
নিজের উন্নতি ও অগ্রগতির কাহিনী শোনাতে গিয়ে বলেন £ 

“এই পত্র লেখক একসময় তৌহীদে ওজুদী (ওয়াহদাতু'ল-ওজুদ)-তে বিশ্বাসী 
ছিল। ছেলে বেলা থেকেই তীর এই তৌহীদের জ্ঞান অর্জিত ছিল এবং অন্তরেও 
তার এ বিশ্বাস দৃঢ় মূল ছিল। যদিও এ ব্যাপারে তিনি “সাহিবে হাল’ ছিলেন না 
(অর্থাৎ বিষয়টি তখন 'হালত'-এর পর্যায়ে ছিল না)। সুলুকের পথে পা রাখতেই 
প্রথমেই তার সামনে তৌহীদে ওজুদীর রাস্তা উদ্ভাসিত হয় এবং লেখক একটা 
সময় পর্ব পর্যন্ত সেই মকামের মনযিল ও স্তরগুলো পরিভ্রমণ করেছেন এবং 
উল্লিখিত মকামের সঙ্গে সম্পর্কিত ও সন্বন্ধবুক্ত বহু তথ্য ও তত্ব আহরণ করেছেন 
এবং তৌহীদবাদীদের সামনে আগত কঠিন পরিস্থিতি এসব উদ্ভাসিত ও ফয়েয লব্ধ 
জ্ঞানের সাহায্যে উত্তরণ ঘটল । এরপর একটা সময় পর্ব অতিক্রম করার পর দ্বিতীয় 
নিসবত এই অধমের ওপর জেঁকে বসল এবং এই জেঁকে বসা অবস্থায় তীর 
তৌহীদে ওজুদী সম্পর্কে বিরতি অনুভব করলাম । কিন্তু এই বিরতি সুধারণাপ্রসূত 
ছিল, অন্বীকৃতির কিংবা প্রত্যাখানের সাথে নয় । বেশ কিছুকাল এই অবস্থা চলল । 
শেষ পর্যন্ত ব্যাপরটি অস্বীকৃতি ও প্রত্যাখ্যান পর্যন্ত পৌছে গেল এবং অধমকে 
দেখান হল যে, এই স্তর (ওয়াহদাতু'ল-ওজুদের মনযিল) তুলনামূলকভাবে 
নিনস্তরের এবং আমি ছায়ার মকাম পর্যন্ত পৌছলাম যা পূর্ববর্তী মকামের তুলনায় 
উর্ধের। এই অস্বীকৃতির ব্যাপারে তার (পত্র লেখকের) কোন এখতিয়ার ছিল না। 
কেননা সে এই মকাম থেকে বের হতে চাচ্ছিল না। এজন্য যে, অনেক বড় বড় _ 
বুযুর্গ মাশায়েখ এই মরামের ওপর এসে এমনভাবে আসন গেড়ে বসে গেছেন যে, 
আর উঠবার নামটিও করেন নি। এরপর তিনি (অধম পত্র লেখক) ছায়া ও 
প্রতিবিষ্বের মকাম পর্যন্ত পৌছলেন এবং নিজেকে ও বিশ্বজগতকে ছায়ারূপ পেলেন 


ওয়াহ্দাতু'ল-ওজুদ অথবা ওয়াহ্দাতু স-শুহুদ _ ৯২৭ 


তখন এই আকাংক্ষা জন্মাল যেন তাকে এই জগত মেকাম) থেকে পৃথক ও 
(কামাল-এর) মধ্যেই মনে করছিল ৷ আর এই মকাম মোটের ওপর এর সঙ্গেই 
সম্বন্ধ রাখে। অনুগ্রহে ও বদান্যতার এই মকাম থেকে তাকে আরও উর্ধ্বতর 
মকামে নিয়ে যান এবং আবদিয়াতের মকামে পৌছে দেওয়া হয়। সেই মুহূর্তে 
উল্লিখিত মকামের কামালিয়াত তথা পরিপূর্ণতা আমার দৃষ্টিগোচর হয় এবং এর 
উচ্চতা ভেসে ওঠে । ফলে পত্র লেখক (মুজাদ্দিদ আলফেছানী) বিগত মকামণ্ডলোর 
থেকে আল্লাহ্র দরবারে তওবাহ ইস্তিগফার করতে থাকেন, ভার দরবারে 
বিনীতভাবে ক্ষমা চাইতে থাকেন। যদি তিনি এই অধমকে এ রাস্তা পর্যন্ত নিয়ে না 
যেতেন এবং এক মকামের অন্য মকামের ওপর অগ্রাধিকার ও শ্রেষ্ঠত্‌ প্রকাশ করে 
না দিতেন তাহলে সে এই মকামের মধ্যেই নিজের অধঃগমন মনে করত। _ 
সেজন্য তার (লেখকের) মতে তৌহীদে ওজুদীর থেকে উচ্চতর কোন মকাম ছিল 
মা।” 

- Jl 447 SAG SA এ৩৪ 4013 


শায়খ-এ আকবর (ইবনুল আরাবী) সম্পর্কে ইনসাফ ও ভারসাম্যপূর্ণ মত 

মতের এই বিভিন্নতা সত্তেও শায়খ-এ আকবর সম্পর্কে নিজের অভিমত প্রকাশ 
কর্তে গিয়ে মুজাদ্দিদ আলফেছানী লিখেন ৪ 

“এই অধম শায়খ মুহয়িউদ্দীন (ইবনুল আরাবী) কে আল্লাহ্‌র মকবূল বান্দাদের 
অন্তর্ভুক্তি মনে করেন। কিন্তু তার সেই সব ইল্ম ও জ্ঞান যো জমহুর 
বিরোধী) কে তিনি ভুল ও ক্ষতিকর মনে করেন লোকে তার সম্পর্কে বাড়াবাড়ির 
পথ ধরেছে এবং মধ্যবর্তী ও ভারসাম্যপূর্ণ রাস্তা থেকে দূরে সরে গেছে! একদল 
শায়খ (ইবনুল আরাবী) কে তীব্র ভর্সনা ও নিন্দার শিকারে পরিণত করেছে এবং 
তীর অভিজ্ঞান (মা'রিফত) ও হাকীকতসমূহকে ভ্রান্ত আখ্যা দিয়েছে। অপর দল 
শায়খ-এর পরিপূর্ণ আনুগত্য অবলম্বন করেছে ও তার যাবতীয় মা'রিফত ও 
হাকীকতকে সত্য জ্ঞান করছে এবং দলীল-প্রমাণ ও সাক্ষ্য সহযোগে সে সবের 
সত্যতা ও যথার্থতা প্রতিপন্ন করছে। এতে কোনই সন্দেহ নেই যে, উভয় দলই 
এক্ষেত্রে বাড়াবাড়ি ও সীমা অতিক্রমের পথ ধরেছে এবং মধ্যবর্তী রাস্তা থেকে দূরে 
নিক্ষিপ্ত হয়েছে। আশ্চর্য ব্যাপার যে, শায়খ মুহিউদ্দীন আল্লাহ্‌র মকবুল বান্দাদের 
কাতারে দৃষ্টিগোচর হচ্ছেন এবং তার অধিকাংশ অভিজ্ঞান মোঁরিফত) ও হাকীকত 
যা আহলে হকের বিরোধী ভ্রান্ত ও অশুদ্ধ দেখতে পাচ্ছি” ।৯ 

এক স্থানে তিনি নিজের এবং তৌহীদে ওজুদীর অস্বীকারকারী ও বিরোধীদের 


১. পত্র নং ১/২৬৬, খাজা আবদুল্লাহ ও খাজা উবায়দুল্লাহর নামে লিখিত; 


২২৮ হযরত মুজাদ্দিদ আলফেছানী (র.) 


মাঝে পার্থক্য বর্ণনা করতে গিয়ে বলেন ৪ 

“এই অধমের তৌহীদে ওজুদীর সমর্থকদের সঙ্গে মতের ভিন্নতা কাশ্ফ ও 
শুহুদের পথে এসেছে। উলামায়ে কেরাম এসবের (€ওয়াহদাভু'ল-ওজুদ এবং 
গায়রুল্লাহ্র অস্তিত্বের একেবারেই অস্বীকৃতি জ্ঞাপন)-অনিষ্টতার ব্যাপারে একমত ৷ 
এই অধমের তৌহীদে ওজুদীর এসব কথিত উক্তি ও হালত-এর গুণ ও সৌন্দর্যের 
ভেতর কোন আপত্তি কিংবা অভিযোগ নেই! তবে এই শর্তে যে, এসবের 
অতিক্রম করে যাওয়া যায়।১ 
তৌহীদে ওজুদীর বিরোধিতা করার আবশ্যকতা 

এখানে এই প্রশ্ন দেখা দেয় যে, তৌহীদে ওজুদী যখন সুলুক (অধ্যাত্য পথ) 
-এর একটি মনযিল এবং সালিক (অধ্যাত্ম পথের পথিক, সাধক)-এর জন্য একটি 
সাময়িক স্তর বা পর্যায় যার ওপর অধ্যাত্ব্য পথের পথিক (সোলিক) এবং এর সঙ্গে 
সম্পর্কিতদের একটি বিরাট দল প্রতিটি যুগেই পৌছেছেন, এদের মধ্যে একটি বড় 
দল এই স্তরের ওপর পৌছে থেমে গেছেন এবং কাউকে আল্লাহ্‌ পাকের তৌফীক 
এই মনধিল থেকে সম্মুখে এগিয়ে দিয়ে তৌহীদে শুহুদী পর্যন্ত পৌছিয়ে দিয়েছেন, 
তখন এর মধ্যে অন্যায় ও অনিষ্টতা কোথায়? এবং হযরত সুজাদ্দিদ আলফেছানী 
এত তীব্রভাবে এর বিরোধিতা করলেন কেন? আর এর মুকাবিলায় এত 
জোরে-শোরে তৌহীদে শুহুদীর প্রমাণ পেশ এবং এর ওপর অগ্নাধিকার প্রদানে এত 
কলম চালাচালি করলেনই বা কেন? 

এর উত্তর এই যে, তৌহীদে ওজুদীর সমর্থক এবং এর প্রচারকদের ভেতর 
(হযরত মুজাদ্দিদ সাহেবের যুগেও) একটি বিরাট সংখ্যা এমন জন্মে গিয়েছিল যে, 
যারা নিজেদেরকে শরীয়তের বিধি-বিধান, ইসলামের ফরয ওয়াজিব-এর মত 
বিষয়াদি থেকে মুক্ত ভেবে বসেছিল এবং এই কথা মনে করে যখন সবকিছুই 
আল্লাহ তা'আলার পক্ষ থেকে এবং যখন সব কিছুই সত্য তখন হক-বাতিলের 
পার্থক্য এবং ঈমান ও কুফরের বিশিষ্টতার প্রশ্ন তোলা কেন? ২ তাঁরা শরীয়ত ও এর 
ওপর আমল করাকে সাধারণ পর্যায়ের একটি জিনিস ভেবে নিয়েছিল । তাদের 
নিকট আসল মকসুদ (তৌহীদে ওজুদী) হল এর থেকে উর্ধতর মকাম এবং এর 
সন্মুখস্থ মনযিল যা এই রাস্তার কামিল পথিক ও আল্লাহ পর্যন্ত যারা পৌছে গেছে 
তাদের হাসিল হয়ে থাকে । হি. দশম শতাব্দীতে যেই যুগটি ছিল হযরত মুজাদ্দিদ 
ছাহেবের মানসিক ও আধ্যাত্মিক (রূহানী) ক্রমোন্নতির যুগ-এই তৌহীদে ওজুদীর 
১পত্র নং২/৪২ খাজা জামাল উদ্দীন হুসায়ন-এর নামে লিখিত; 
২, হিজরী ত্রয়োদশ শতাব্দীর উর্দু সাহিত্যের বিখ্যাত ও জনপ্রিয় কবি মির্যা গালিব নিম্নোক্ত কবিভায় 

এসব লোকের প্রতিনিধিত্ব করেছেনঃ fe JA লিল SE Ul ভাভী কাত তি 

1১2৩৭ 01 3৯1 ৪৪১৫ ০ এ একস 


ওয়াহ্দাতু'ল-ওজুদ অথবা ওয়াহ্দাতু'স-শুহুদ ২২৯ 


রঙ ভারতবর্ষের ওপর এমনভাবে ছেয়ে ছিল: য়ে; 'আরিফসুলভ রুচির অধিকারী 
কবিরা সকলেই এর গীত গাইত এবং কুফর ও ঈমানকে সমান অভিহিত করত, 
এমন কি কোন কোন সময় কুফরকে ঈমানের ওপর অগ্রাধিকার দেবার 
সীমা-রেখায় পদার্পণ করত সে যুগে এমন বহু কবিতা মানুষের মুখে মুখে ফিরত 
যেখানে পরিষ্কার ভাবে এ ধরনের কথা বলা হয়েছে। উদাহরণ হিসেবে পেশ করছিঃ 
০৮০৪১ 0101 এলি 15 ASA ধন lal ০৪০৪ 00813 AS 
“কুফর ও ইসলাম পরস্পরের সঙ্গে জড়িত; যার ভেতর কুফর নেই-ঈমানও 
নেই।” 
এরপর এর ব্যাখ্যা-বিশ্লেঘণে একটি বইয়ে লেখা হয়েছে ৪ 
৮1৩০ ee Pal Ja ASG ০০৭৪৪৯৫০৭ Il এন 5৪১1 ০ম 
০৮০০৪ Ja 31 ০1০০ 42841 edt dss edt Jl 
- (১০306 31 41০৪৩ 
“এই অর্থে ইসলাম আছে কুফরের মধ্যে আর কুফর আছে ইসলামের মধ্যে । 
অর্থাৎ 14111 ৮৪ 3411 ess 04011 এই 45111 $7 এখানে লায়ল 
(রাত্রি) বলতে কুফর এবং নাহার (দিন) বলতে ইসলাম বোঝায় 1” 
অপর জায়গায় এই কবিতা উদ্ধৃত করেন ৪ 
এ৩র ০৪৪৬৯ SAK 215 3 
৭৪ (38৩০৭ ০০০৭ ০৪৩ 
* প্রেম ও ভালবাসার সম্পর্ক রয়েছে কুফরের সাথে; 
আর কুফর রয়েছে দরবেশীর মধ্যে ৷” 
সামনে অগ্রসর হয়ে লিখছেন ৪ 


wi 4৫ spe ple Sl ১1০ ০০০৫ ০ ৯ ll 
Pl 42১৬৫ ০৬৪ pia এল ১০৫1 SI l= of! ০০১৭৪] 
১০১১৪১৪০৫৭৩ ASS ০4২৪৩ Al HS 42 03 


“ইল্ম হল বড় পর্দা; এই ইলমের মর্মার্থ হল উবৃদিয়াত বা আল্লাহ্‌র গোলামী 
যা বড় পর্দা। এই পর্দা তুলে নেওয়া হলে কুফর ইসলামের সঙ্গে এবং ইসলাম 


১. রিসালায়ে ইশকিয়া ৭১-৭৩; 


২৩০ হযরত মুজাদ্দিদ আলফেছানী (র.) 


কুফরের সঙ্গে মিশে যাবে । আল্লাহ্‌র ইবাদত তখন উঠে যাবে।” 

আল্লাহ তা'আলা মুজাদ্দিদ সাহেবকে প্রখর ধর্মীয় চেতনা এবং ফারকী 
মর্ষাদাবোধের একটি বড় অংশ দান করেছিলেন এবং তাকে দিয়ে আল্লাহ্‌ তা'আলা 
সেই হাদীছের বাস্তবায়ন দেখতে চাচ্ছিলেন যেই হাদীছে বলা হয়েছে আর এটি 
তীর ভাগ্যে লেখা হয়ে গিয়েছিল) ৪ 


৮৬3১৪ 4৮০ 0৬ 8৪ Me ALS JS ০৪ 8121 lia Ja 
- ৩৮৯৯] 43553 ০৮৮11 40৯০৩ ০1 


“প্রত্যেক যুগে এই ইলমের ধারক-বাহক হবেন এমন সব ন্যায় ও 
(চিন্তা-চেতনা ও দাবি এবং মূর্খ জাহিলদের অপব্যাখ্যা থেকে মুক্ত রাখবেন” 
(মিশকাত, কিতাবুল-ইল্ম)। 

এই জিনিসই উল্লিখিত আকীদা-বিশ্বাস ও দাওয়াতের জ্ঞানগত ও ধর্মীয় 
খতিয়ান নেবার কারণ হয় যার প্রচার-প্রসারে সেই যুগে, বিশেষ করে ভারতবর্ষে 
পূর্ণ উৎসাহ-উদ্দীপনা সহকারে ও ব্যাপকভাবে কাজ করা হচ্ছিল। আর মুজাদ্দিদ 
সাহেব পর্যবেক্ষণ করেছিলেন যে, এর €য়াহ্‌দাতুল ওজুদ-এর) প্রভাবে শরীয়তের 
বাঁধন স্বভাবতই টিলা ও আলগা হতে চলেছিল, এর (শরীয়তের) প্রতি মানুষের 
সম্মান ও পবিভ্রতাবোধ হ্রাস পাচ্ছিল । মুজাদ্দিদ সাহেব নিজেই তার এক পত্রে 

“অধিকাংশ সমকালীন লোক কতক জিনিসকে অনুকরণ করতে গিয়ে কেউ 
কেউ আপন জ্ঞান ও বিদ্যা-বুদ্ধির জোরে, আবার কেউ এমন বিদ্যার ওপর ভিত্তি 
করে যার ভেতর তার রুচি-প্রকৃতিও শামিল (চাই কি তা সীমিত পরিমাপের হোক) 
এবং কেউ কেউ ধর্মদ্বোহী চিন্তা-চেতনার ওপর ভর করে তৌহীদে ওজুদীর আঁচল 
ধরে রেখেছে এবং তারা সব কিছুকেই সেই পরম সত্য সত্তার পক্ষ থেকে মনে 
করে বরং সত্য বলেই জানে । আর তারা নিজেদের গর্দানকে কোন না কোন কিছুর 
আড়াল নিয়ে শরীয়তের বেড়ী ও বাধ্য-বাধকতা থেকে মুক্ত করে নেয় এবং 
শরীয়তের হুকুম-আহ্কাম তথা বিধি-বিধানের সম্পর্কে তারা অলসতা ও গাফিলতির 
আশ্রয় হণ করে। এ ব্যাপারে তাদেরকে খুবই তৃপ্ত ও আনন্দিত দেখতে পাওয়া 
যায়। এসব লোক শরীয়ত নির্দেশিত বিষয়াদির ওপর আমলের আবশ্যকতার 
ব্যাপারে স্বীকৃতি দিলেও একে তারা সাময়িক ও গুরুত্হীন মনে করে । তারা আসল 
মকসৃদ তথা পরম লক্ষ্যকেই শরীয়ত-উর্ধ্ব ধারণা করে। না, কখখনো না। না, 


১. মকতুবাত, ১/৪৩, শায়খ ফরীদ বুখারীর নামে; 


ওয়াহ্‌দাু'ল-ওজুদ অথবা ওয়াহ্দাতু স-শুহুদ ২৩১ 


কখখনো না। আমরা আল্লাহ তা'আলার কাছে এ ধরনের বদ ও ভ্রান্ত আকীদা থেকে 
পানাহ চাই, আশ্রয় চাই।”১ 

এই পত্রেরই অন্যত্র লিখেছেন ৪ 

“এই যুগে এসব দলের এমন বহু লোক রয়েছে যারা সুফী দরবেশের বেশ 
পরে নিজেদের জাহির করে, তৌহীদে ওজুদী মতবাদ প্রকাশ্যে জনসমক্ষে ঘোষণা 
দিয়ে বেড়াতে শুরু করেছে। আর এ ছাড়া অন্য কোন কিছুকেই কামালিয়াত বা 
বুযুর্গী মনে করে না। তারা ইলমের মাধ্যমে হাকীকত থেকে দুরে থেকে গেছে। 
সুফী-বুয়র্গদের উক্তি ও বানীকে তাদের মস্তিফজাত বিষয়ের ওপর টেনে নামিয়েছে 
এবং তাদেরকে নিজেদের অনুসরণীয় বানিয়ে রেখেছে ও কল্পনাপ্রসূত বিষয়গুলোর 
দ্বারা নিজেদের পড়ন্ত বাজার গরম করে রেখেছে” ৷ 
মুজাদ্দিদ সাহেবের অনন্য বৈশিষ্ট্য 

মুজাদ্দিদ সাহেবের তাজদীদি তথা সংস্কার ও পূনৰ্জাগরণমূলক কৃতিত্বপূৰ্ণ 
অবদান কেবল এই নয় যে, তিনি ওয়াহদাতুল ওজুদের সাধারণ্যে গৃহীত দৃষ্টিভঙ্গি ও 
সমকালের প্রচলিত মুদ্রা সম্পর্কে প্রমাণ করে দেন যে, তা সুলুক ও মা‘রিফতের 
শেষ মনযিল নয় বরং এ অধ্যায়ে তীর অনন্য বৈশিষ্ট্যের মূল রহস্য এখানে নিহিত 
যে, এর ওপর তিনি তীর ব্যক্তিগত অভিজ্ঞতা ও পর্যবেক্ষণের আলোকে সমালোচনা 
করেছেন এবং প্রমাণ করে দিয়েছেন যে, তিনি এই সমুদ্রে সাতার কেটে এবং এর 
তলদেশে ডুবুরীর মত ডুব দিয়ে উঠে এসেছেন এবং আল্লাহ্র অপার সাহায্যে তিনি 
আপন মারিফতের জাহাজ ও গবেষণাকে কাংক্ষিত তীরে পৌছিয়েছেন। আর এ ' 
ময়দানে তার কোন সমকক্ষ কিংবা সফরসঙ্গী নেই বললেই চলে। বিখ্যাত 
পাশ্চাত্য লেখক পিটার হার্ডি এ বিষয়ে যদিও কোন অথরিটি নন তদসত্ত্বেও এ 
ব্যাপারে যথার্থই লিখেছেন যে, 

“শায়খ আহমদ সরহিন্দীর সবচে’ বড় সাফল্য এটাই যে, তিনি ভারতীয় 
ইসলামকে সূফীবাদী চরমপন্থা ও বাড়াবাড়ির হাত থেকে স্বয়ং তাসাওউফের 
মাধ্যমে মুক্তি দিয়েছেন। সম্ভবত এর কারণ এই যে, যেই মতবাদ ও দৃষ্টিভঙ্গিকে 
তিনি প্রত্যাখ্যান করেছেন তার মূল্য ও মর্মার্থের ব্যাপারে তীর ব্যক্তিগত গভীর জ্ঞান 
ছিল” ।২ 
মুজাদ্দিদ সাহেবের পর তৌহীদে ওজুদী সম্পর্কে উলামায়ে কেরাম ও 
বুযুর্ণ মাশায়েখদের সমঝোতামূলক আচরণ 


১. মকতুবাত, ১/৪৩, শায়খ ফরীদ বুখারীর নামে । 
A. Sources of Indian Tradition. N. Y. P. 449. 


২৩২ হযরত মুজাদ্দিদ আলফেছানী (র.) 


এই অধ্যার সমাপ্ত করার আগে একজন নিরপেক্ষ এতিহাসিক হিসাবে এই 
সত্য প্রকাশ করা জরুরী মনে করছি যে, হযরত মুজাদ্দিদ আলফেছানীর পর (তীর 
- সেই বিশেষ সিলসিলা বাদে যা হযরত খাজা মুহাম্মদ মা“সূম-এর মাধ্যমে সমগ্র 
ভারতবর্ষ ও এর বাইরে ছড়িয়েছে) ওয়াহদাতু'ল-ওজুদ সম্পর্কে সেই স্পষ্ট অকাট্য 
ও চূড়ান্ত প্রবণতা এবং ওয়াহদাতুশ-শুহুদ-এর ওপর সেই প্রত্যয় ও সুনিশ্চিত 
প্রতীতি আর অবশিষ্ট থাকেনি মুজাদ্দিদ সাহেব যাঁর পতাকা উত্তোলন করেছিলেন 
এবং যার ওপর তিনি সচেতনভাবে দীড়িয়ে ছিলেন এবং তিনি যার দাঈ 
(আহ্বায়ক)-ও ছিলেন। তীর ইনতিকালের পরই তাসাওউফ ও মাঁরিফতের 
হালকায় (সূফী-বুযুৰ্গদের মহলে) এবং সেই সব মহলেও যারা নিজেদেরকে এর 
সঙ্গে জড়িত মনে করতেন, ওয়াহদাতুল ওজুদ ও ওয়াহদাতুশ-শুহুদ-এর মধ্যে 
পারস্পরিক বোঝাপড়া ও সমঝোতার মনোভাব প্রোজ্জুল হয়ে ওঠে এবং কতিপয় 
উচ্চস্তরের আলিম-উলামা ও বিশেষজ্ঞ এতদূর পর্যন্ত লিখেছেন যে, “এ নিয়ে সৃষ্ট 
মতভেদ কেবলই শাব্দিক ছন্দু বৈ কিছু নয়।” কেউ কেউ এও লিখেছেন যে, 
“মুজাদ্দিদ সাহেব এ ব্যাপারে ভুল বুঝেছেন এবং শায়খ-এ আকবর (ইবনুল 
আরাবী)-এর সব বই পড়েন নি।” এরই ওপর ভিত্তি করে মুজাদ্দিদিয়া তরীকার 
বিখ্যাত বুযুর্গ হযরত মির্ধা মাজহার জানে জানীর ইঙ্গিতে তারই মুরীদ মাওলানা 
গোলাম ইয়াহইয়া বিহারী (মৃ. ১১৮০ হি.) “কলেমাতুল হক” নামে একটি বই 
লিখেন, যে বই-এ তিনি মুজাদ্দিদ সাহেবের এ বিষয়ক গবেষণা ও মতবাদ পরিষ্কার 
ভাষায় তুলে ধরেছেন এবং উভয়ের মধ্যে সমন্বয় প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করেছেন যা 
স্বয়ং এ সিলসিলার কতিপয় মহলে দৃষ্টিগোচর হচ্ছিল । 
হযরত সাইয়েদ আহমদ শহীদ মুজাদ্দিদ সাহেবের পথ ধরে 

এই সিলসিলায় হযরত মুজাদ্দিদ সাহেবের পর যদি কোন তরীকতগন্থী বুযুর্গ 
সূফী, আরিফ ও তত্তজ্ঞ বিশেষজ্ঞের কাছে ওয়াহদাতুশ-শুহুদ-এর সুস্পষ্ট ও 
নির্ভেজাল দৃষ্টিভঙ্গি ও সবক পাওয়া যায় যাকে হযরত মুজাদ্দিদ-এর পদাংক অনুসারী 
হিসাবে চোখে পড়ে তিনি হলেন মুজাদ্দিদিয়া আহসানিয়া ১ সিলসিলার বিখ্যাত 
শায়খ-এ তরীকত, দা'ঈ ইলাল্লাহ ও আল্লাহ্র পথের মুজাহিদ (মুজাহিদ ফী 
সাবীলিল্লাহ) হযরত সাইয়েদ আহমদ শহীদ রায়বেরেলভী (শাহাদত ১২৪৬ হি.)২ 
১. হযরত মুজাদ্দিদ আলফেছানীর খলীফা হযরত সাইয়েদ আদম বানুরীর নির্দিষ্ট সিলসিলা যা আদমিয়া ও 

আহঙানিয়া সিলসিলা নামে কথিত হয় । 
২. এটি তীর খাদ্দানী রুচির ফসলও হতে পারে যে, তীর চতুর্থ পূর্বপুরুষ হযরত সাইয়েদ শাহ আলামুন্লাহ 

রে) হযরত সাইয়েদ আদম বারুরীর বিশিষ্টতম খলীফা ছিলেন। এ ছাড়া তীর নিজের গবেষণাপ্রসূত 


সিদ্ধান্তও হতে পারে । যেহেতু তিনি এ ময়দানে মুজতাহিদের মকামে অধিষ্ঠিত ছিলেন। 
৩. দ্র. সিরাতে সুস্তাকীম, চতুর্থ হেদায়েত১/১২; 


সপ্তম অধ্যায় 


সাম্রাজ্যের প্রশাসনকে সঠিকপথে আনার লক্ষ্যে হযরত মুজাদ্দিদ 
আলফেছানী (র)-এর নীরব সাধনা ও কর্মপ্রয়াস এবং আকবর ও 
জাহাঙ্গীরের শাসনামলের সাহসী ও স্পষ্টভাষী উলামায়ে কিরাম ও বুযুর্গবন্দ 


এখন আমরা হযরত মুজাদ্দিদ আলফেছানী (র)-র সেই সব প্রশংসনীয় সাধনা 
ও কর্মপরয়াস সম্পর্কে আলোচনা করার আগে, যিনি সাম্রাজ্যের গতিমুখ অন্য দিকে 
পাল্টে দিয়েছিলেন, সেই সব বাস্তব সত্যের প্রকাশ জরুরী ও যুক্তিযুক্ত মনে করছি 
যে, সম্রাট আকবরের শাসনামল সম্পর্কে এমনতরো ধারণা করা ঠিক হবে না যে, 
করছিল এবং আকবরের কর্মপন্থা ও ভ্রান্ত নীতির বিরুদ্ধে প্রতিবাদ এবং নিমোক্ত 
হাদীসের ভিত্তিতে 


MLAS তিক HO ১৬৭ ১১৯২৪ 1০4০ ৯৮০ 1০ ৮৪ 
Lola ৫১৪০ GLH Baal এও বিজ hia Hd OO 


ঘটান । 

শায়খ ইবরাহীম মুহাদ্দিস আকবরাবাদী (মৃ. ১০০১ হি.) একবার আকবরের 
আহ্বানে ইবাদতখানায় আসেন এবং সম্বাটের জন্য নির্ধারিত শরীয়ত বহির্ভুত আদব 
ও সন্মান প্রদর্শনে বিরত থাকেন। তিনি তীর বক্তৃতায় উৎসাহ-উদ্দীপনা ও 
প্রেরণামূলক ধারার আশ্রয় নেন এবং সম্রাটের শাহী প্রভাবে আদৌ ভীত হননি । 


২৩৪ হযরত মুজাদ্দিদ আলফেছানী (র.) 


শায়খ হুসায়ন আজমীরি যিনি হি. ১০৯ সালের পর ইনতিকাল করেন, 
আকবরের আজমীর আগমনে অসন্তুষ্ট হয়ে সেখান থেকে অন্যত্র গমন করেন। 
আকবর তাকে খানকাহ.ও দরগাহের মুতাওয়াল্লীর পদ থেকে অপসারণ করেন এবং 
হেজায গমনের নির্দেশ জারী করেন । ভারতবর্ষে প্রত্যাবর্তনের পরও তিনি সম্বাটকে 
সম্মানসূচক সিজদা করেন নি। এতে সম্রাট তাঁর প্রতি নাখোশ হন, নারাষ হন এবং 
তাকে বাখর দুর্গে বন্দী করেন। সেখানে তিনি কয়েক বছর বন্দী জীবন অতিবাহিত 
করেন। মুক্তিলাতের পরও তিনি সম্রাটকে সম্মানসূচক সিজদা করা ও আদব প্রদর্শন 
থেকে বিরত থাকেন। তিনি সম্রাট প্রদত্ত উপহার-উপলৌকন গ্রহণ করতেও 
অস্বীকার করেন। 

শায়খ সুলতান থানেশ্বরী ছিলেন নৈকট্য প্রাপ্ত ও ঘনিষ্ঠ দরবারীদের অন্যতম । 
তিনি সম্রাটের নির্দেশে মহাভারত ফার্সী ভাষায় অনুবাদ করেছিলেন। গরু যবাহর 
দরুন তিনি সম্রাটের তিরক্কার ও ভ্সনার শিকার হন। এজন্য তাঁকে বাখর নামক 
স্থানে নির্বাসনে পাঠানো হয়। এরপর আবদুর রহীম খানে খীনার সুপারিশে তাকে 
থানেশ্বর অবস্থানের অনুমতি প্রদান করা হয় এবং খাজনা আদায়ের দায়িতৃ অর্পণ 
করা হয়। কিছুকাল পর সম্রাটের কাছে তীর বিরুদ্ধে পুনরায় অভিযোগ আসে । আর 
এ অভিযোগ ছিল তীর ইসলামী রীতিনীতি ও জীবন যাপনের বিরুদ্ধে । এজন্য 
তাকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়। এ ঘটনা ছিল হিজরী ১০০৭ সালের ।১ 

এক্ষেত্রে সবচে’ সাহসিকতামগ্তিত ও পৌরুষোচিত পদক্ষেপ ছিল শাহবায খান 
কাম্বহ (মৃ. ১০০৮ হি.)-র | তিনি ছিলেন সম্রাট আকবরের দরবারের একজন বড় 
আমীর । শেষ দিকে তিনি মীর বখশীর পদও লাভ করেছিলেন । তিনিও সম্রাটের 
সামনে হক-কথা বলতে কখনো সংকুচিত হন নি। তিনি দাড়িও মুণ্ডন করেন নি 
কিংবা মদের কাছেও ঘেঁষেন নি। আকবর উদ্ভাবিত দীনে ইলাহীর প্রতিও তিনি 
কোন প্রকার আগ্রহ প্রদর্শন করেন নি কিংবা সামান্যতম নমনীয়তাও দেখান নি। 
মাআছির-উল-উমারার লেখক শাহনওয়ায খানের বর্ণনা £ একদিন সম্রাট আকবর 
আছর ও মাগরিবের মধ্যবর্তী সময় ফতেহণুর সিক্রীর একটি পুকুর পাড়ে পায়চারী 
করছিলেন। শাহবাষ খান সেখানে উপস্থিত ছিলেন। সম্রাট তীর হাত ধরেন এবং 
পায়চারী অব্যাহত রাখেন ও তীর সঙ্গে নানাবিধ আলোচনায় মশগুল হয়ে পড়েন। 
পার্বতী সকলেরই ধারণা ছিল, আজ শাহবায খান কিছুতেই সম্রাটের হাত থেকে 
নিজকে মুক্ত করতে পারবেন না এবং আজ অবধারিতভাবে তীর মাগরিবের নামায 
কাযা হবেই। শাহবাষ খানের নিয়মিত অভ্যাস ছিল, তিনি আছর থেকে মাগরিব 
পর্যন্ত কারুর সাথে কথা বলতেন না। শাহবায খান যখন দেখতে পেলেন, সূর্য 


১. তিনি ছিলেন মুজাদ্দিদ জালফেছানীর শ্বশুর (যুস্তাখাবুত-তাওয়ারীখ) ৷ 


২৩৫ 


ডুবতে যাচ্ছে তখন তিনি সম্রাটের কাছে নামায আদায়ের অনুমতি চাইলেন। সম্রাট 
কোন রূপ রাখ-ঢাক ছাড়াই বললেন, আমাকে একাকী ও নিঃসঙ্গ ছেড়ে যেও না। 
পরে নামায কাযা করে নিও। শাহবায খান এতে সগ্রাটের হাতের মধ্য থেকে 
নিজের হাত টেনে বের করে নেন এবং নিজের চাদর মাটির ওপর বিছিয়ে সেখানেই 
নামাযের নিয়্যত বাধেন। নামায থেকে মুক্ত হতেই তিনি প্রতিদিনের নিয়মিত 
আমল ওজীফা পাঠে মশগুল হন" সম্রাট তাঁর সামনে দীড়িয়ে রইল্রেন এবং 
বকাবকি করতে থাকলেন। আমীর আবুল ফাত্হ এবং হাকীম আলী গীলানী এ 
সময় সেখানে উপস্থিত ছিলেন। তারা অবস্থার নাযুকতা অনুভব করে সামনে 
অগ্রসর হন এবং সম্রাটের মনোযোগ আকর্ষণ করে বলেন, আমরাও তো মহামতি 
সম্রাটের সুদৃষ্টি লাভের হকদার ৷ অতঃপর সম্রাটের ক্রোধ কিছুটা শান্ত হয়। তিনি 
শাহবায খানকে ছেড়ে এ দু'জনের সঙ্গী হন। 

শায়খ আবদুল কাদির উচাঈও সে সব সাহসী লোকের অন্যতম যারা শরীয়ত 
বিরোধী কর্মে সম্ত্রটকে কোনরূপ আনুকূল্য প্রদর্শন করেন নি, তাকে কোনরূপ 
সহযোগিতা করেন নি। একদিন সম্রাট তাকে আফিম খেতে দেন। তিনি তা খেতে 
পরিষ্কার অস্বীকার করেন । এতে সম্রাট মনঃক্ষুণ হন। একদিন তিনি ইবাদতখানায় 
আসেন। তিনি তাকে নফল আদায় করতে দেখে বললেন, আপনার নফল আপন 
রে গিয়ে গড়া উচিত। মাওলানা আবদুল কাদির জওয়াব দেন, হুযুরে ওয়ালা! 
এখানে (ইবাদতখানা) আপনার সাম্রাজ্য নয়। একথায় সম্রাট খুবই ক্রোধান্বিত হন। 
তিনি তাঁকে বলেন, আমার সাম্রাজ্য আপনার পছন্দ না হলে আপনি এখান থেকে 
চলে যান। তিনি তখনই উচ শহর অভিমুখে রওয়ানা হন এবং পরবর্তী জীবন 
ইবাদত-বন্দেগী ও সৃষ্টির সেবায় কাটিয়ে দেন। এ নামেই আরেকজন শায়খ ছিলেন 
ধার নামও ছিল আবদুল কাদের লাহোরী (মৃ. ১০২২ হি.)। সম্রাটের ধর্মীয় 
দৃষ্টিভঙ্গির কারণে তিনি সম্বাটের প্রতি অসন্তুষ্ট ছিলেন। তাকেও এজন্য স্মরাটের 
নির্দেশে হেজাযে চলে যেতে হয়। 

মির্যা আধীয়ুদ্দীন দেহলভী কোকা (মৃ. ১০৩৩ হি.) ছিলেন সমাট আকবরের 
সমবয়সী ও দুধভাই। আকবর তাকে খুবই ভালবাসতেন । কিন্তু তিনিও ইসলামের 
শরা-শরীয়ত, দীনি মসলা-মাসাইল ও ধর্মীয় ব্যাপারে আদৌ আকবরকে পরওয়া 
করতেন না। এ ব্যাপারে তিনি সোজা-সাপ্টা ও স্পষ্ট বক্তব্য রাখতেন। আর এজন্য 
আকবর তীকে গুজরাটের গভর্নরের পদ থেকে অপসারণ করেন এবং এরপর বাং 
ও বিহারের সূবেদারীর পদে নিযুক্ত করেন। অধিকন্তু তাকে খান-ই আজম উপাধি 
দেন। এত খনিষ্ঠ ও নিকটজন হওয়া সত্ত্বেও তিনি সম্রাটের উদ্দেশ্যে তা'জীমি 
সিজদা, দাড়ি মুগুন ইত্যাদি ব্যাপারে সম্রাটের দৃষ্টিভঙ্গি সমর্থন করেন নি এবং তাকে 
সহযোগিতাও দেন নি। 


২৩৬ হযরত মুজাদ্দিদ আলফেছানী (র.) 


এঁদের অন্যতম ছিলেন শায়খ মুনাওয়ার আবদুল হামীদ লাহোরী (মৃ. ১০১৫ 
হি.)। আকবর তাঁকে ৯৮৫ হিজরীতে সভাপতি পদে নিযুক্ত করেন। কিন্তু তিনি 
আপন ধর্মের প্রতি দৃঢ়তা প্রদর্শনের দরুন সম্রাটের ক্রোধ ও ভর্ধননার পাত্রে পরিণত 
হন। সম্রাট তার মালামাল ও সহাঁয়-সম্পদ, এমন কি তীর কিতারাদি-ও বই-পুস্তক 
পর্যন্ত লুট করবার নির্দেশ জারী করেন। এরপর আগ্ৰায় ডেকে তাকে কঠিন 
বন্দীদশায় নিক্ষেপ করেন এবং সেখানেই তীর ইনতিকাল হয় ।১ 

সম্রাট আকবরের পর জাহাঙ্গীর সিংহাসনে আরোহন করেন। তীর শাসনকালেও 
জারী থাকে। ইসলামের প্রকাশ্য বিরোধিতা ছাড়া, আর সব ব্যাপারে পূর্বেকার 
নিয়ম-রীতিই সাম্রাজ্যে বহাল ছিল এবং তা ততদিন পর্যন্ত বহাল থাকে যতদিন না 
জাহাঙ্গীরের মন-মানসিকতা ও দৃষ্টিভঙ্গি শরীয়তে মুহান্মদীর প্রতি সম্মান এবং 
ইসলামী শি“আরের প্রতি শ্রদ্ধা-বোধের দিকে ফিরেছে। এ আমলেও কয়েকজন 
উলামা ও মাশায়েখ বিপদের ঝুঁকি মাথায় নিয়ে এসব শরীয়ত বিরোধী, বরং বলতে 
কি, দীন ও শরীয়ত পরিপন্থী আদব ও প্রথা-পদ্ধাতি পালন করতে অস্বীকার করেন। 
তীরা শরীয়তের নির্ধারিত সীমারেখা অতিক্রম করতে 'রাযী হন নি এবং হক-কথা 
বলতেও কুগ্ঠিত হন নি। এঁদেরই একজন ছিলেন ভারতবর্ষের উত্তর পশ্চিম 
সীমান্তের আহমদ ইবন মুহাম্মদ ইবন ইলয়াস হুসায়নী গুরগাশ্তী নামক একজন 
তরীকত পন্থী বুযুর্গ খীকে সম্বাট জাহাঙ্গীর দরবারে ডেকে পাঠান । তিনি শাহী আদব 
ও প্রথা মাফিক সালাম ও আদব প্রদর্শন করতে অস্বীকার করেন। জাহাঙ্গীর তাঁকে 
গোয়ালিয়র দূর্গে বন্দী করেন। সেখানে তিনি তিন বছর বন্দী থাকেন। এরপর 
১০২০ হিজরীতে তাঁকে বন্দী দশা থেকে মুক্তি দেওয়া হয়। জাহাঙ্গীর তাকে নিজের 
সাথে আগায় নিয়ে আসেন ।২ 

কিনতু প্রকৃত ঘটনা হুল, সাম্রাজ্যের পথভ্রষ্টতা ও ভুল পথে যাবার ব্যাপারটিকে 
সুসংগঠিত ও সুসংবদ্ধ বিরোধিতা এবং একে সঠিক পথে ফিরিয়ে আনার পূর্ণাঙ্গ ও 
এবং দীনের হেফাজত ও ইসলাম ও মুসলমানদের সাহায্য-সহায়তার কৃতিতৃপূর্ণ 
অবদান তারই ভাগ্যে লেখা ছিল এবং তিনিই একে পূর্ণতার স্তরে পৌছিয়ে 
ভারতবর্ষের বুকে সেই নীরব বিপ্লব সৃষ্টি করেন যার নজীর অমুসলিম বিশ্বের অপর 
কোন দেশ ও সাম্রাজ্যের ইতিহাসে খুঁজে পাওয়া দুষ্কর । যার পরিণতিতে আকবরের 
পর মোগল সাম্রাজ্যের সিংহাসনে ধিনিই শাসক হিসেবে এসেছেন তিনি পূর্ববর্তী 
শাসকের থেকে উত্তম, ইসলাম বিরোধিতার জীবাণু থেকে মুক্ত ও নিরাপদ, ধর্মের 


১. এসব নাম ও আকবরের বিরোধিতার ঘটনাবলী নুষহাতুল খাওয়াতিরের ৫ম খণ্ড থেকে গৃহীত হয়েছে। 
২. নুযহাডুল-খাওয়াতির, ৫ম খণ্ড। 


সম্রাট আকবর থেকে সম্রাট জাহাঙ্গীর পর্যন্ত ২৩৭ 


প্রতি সম্মান ও শ্রদ্ধাবোধ এবং ইসলামের প্রতি সমর্থন ও সহযোগিতার হাত বাড়িয়ে 
দেবার ক্ষেত্রে অগ্রগামী ও বিশিষ্ট ছিলেন। এমন কি এ ধারাবাহিকতার সোনালী 
পরিপূর্ণতা লাভ ঘটে মুহ্য়িদ্দীন আওরক্গবীৰ আলমগীরের সিংহাসন প্রাপ্তির মাধ্যমে । 
সম্রাট জাহাঙ্গীরের সিংহাসনে আরোহণ এবং 
মুজাদ্দিদ সাহেবের সাম্রাজ্যের সংস্কার কর্মের সূচনা 

স্ম্র্ট জালালুদ্দীন মুহাম্মদ আকবরের ইনতিকাল হয় হিজরী ১০১৪ সনে সে 
সময় হযরত মুজান্দিদ-এর বয়স ছিল ৪৩ বছর । আকবরের শাসনামলের শেষ যুণে 
ভারতবর্ষে ইসলামের সম্মানজনক জীবন ও স্বাধীনতা এবং এদেশে ইসলামের 
বিজয়ী ও মাথা উচু করে টিকে থাকার পক্ষে পরিষ্কার বিপদাশংকা সৃষ্টি হয়ে 
গিয়েছিল। মুজাদ্দিদ আলফেছানী (রা)-র আধ্যাত্মিক পরিপূর্ণতা ও ভ্রমউন্নতির যুগ 
ছিল এটা । সাম্রাজ্যের অমাত্যবর্গের সাথে তার কোন যোগাযোগ ও সম্পর্ক ছিল না 
এবং সে সময়ও তখন আসেনি যে, তারা তীর উচ্চ মর্যাদা, তীর ইখলাস ও 
লিল্লাহিয়াত তথা নিষ্ঠা ও একমাত্র আল্লাহ্‌র জন্যই সবকিছু করার তীর 
মন-মানসিকতা ও আধ্যাত্মিক-কামালিয়াত সম্পর্কে ওয়াকিফহাল হবেন, হবেন 
অবগত । এজন্যই আসলেই সেই সম্পর্ক ও যোগসূত্র তখনো তীর হাতে আসেনি 
যাঁর সাহায্যে ও মাধ্যমে তিনি শাহী দরবার পর্যন্ত নিজের অনুভব অনুভূতি ও 
প্রতিক্রিয়া পৌছে দিতে পারেন অথবা দীন ও আইন সম্পর্কে হুকুমতের সাধারণ 
পলিসির ওপর প্রভাব জমাতে পারতেন । সে সময় সাম্রাজ্যের শাসকদের মেযাজ ও 
কুচি, সরকার ও রাজদরবার এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা ও প্রশাসনে এমন 
সব ব্যক্তি জেঁকে বসেছিল যারা কোন মুখলিস ও নিষ্ঠাবান দীনদার লোককে 
সম্রাটের কাছা-কাছি যাবার সুযোগ দিত না। তারা এসবের চারপাশে এমন এক 
লৌহ-প্রাকার তৈরি করে রেখেছিল যা ভেদ করে বাইরের সজীব-সতেজ ও নিফলুষ 
বাতাস এবং দেশের সাধারণ গণ-মানুষের পছন্দ-অপছন্দের কোন পরিমাপ ভেতরে 
প্রবেশ করতে পারত না। সে সময় ইসলাম ও মুসলমানদের এই বিশাল বিস্তৃত 
দেশে যেখানে তাদের স্বাধীন সাম্রাজ্য অব্যাহত ও ধারাবাহিকভাবে চলে আসছিল, 


5 iil le Slay ০০৪৯০ এ ০৪০২১6০০375 
4201 21 4111০৮০1258 91 


"পৃথিবী বিস্তৃত হওয়া সত্বেও তাদের জন্য তা সংকুচিত হয়েছিল এবং তাদের 
জীবন তাদের জন্য দুর্বিসহ হয়েছিল এবং তারা উপলব্ধি করেছিল যে, আল্লাহু 
ব্যতীত কোন আশ্রয়স্থল লেই।” [সূরা তাওবা, ১১৮-আয়াত] 


২৩৮ হযরত মুজাদ্দিদ আলফেছানী (র.) 


কিন্তু সম্রাট জাহাঙ্গীরের সিংহাসনে আরোহণের (হি. ১০১৪) পর. এই অবস্থা 
আর থাকেনি। জাহাঙ্গীরের ভেতর সেই বিশেষ শিক্ষা ও প্রশিক্ষণ তথা 
তাঁঁলীম-তরবিয়তের কারণে যা তিনি তীর পিতার ছত্র-ছায়ায় লাভ করেছিলেন, 
কোন উল্লেখযোগ্য ধর্মীয় কল্যাণকাখিতা, শরা-শরীয়তের প্রতি আকর্ষণ এবং 
ইসলামের অপরিহার্য দায়িত্ব ও কর্তব্যসমূহের নিয়মিত ও পূর্ণ বাধ্য-বাধকতার সঙ্গে 
পালন ও পরিষ্কার ধর্মীয় প্রবণতা যেমন পাওয়া যেত না, ঠিক তেমনি তীর ভেতর 
ইসলাম থেকে দূরত্ব ও এর প্রতি কোন প্রকার শংকা কিংবা ভীতি, অপর কোন 
ধর্মীয় দর্শন কিংবা জাতীয় সভ্যতা-সংস্কৃতির দ্বারা মুগ্ধ ও প্রভাবিত হওয়া এবং নতুন 
কোন ধর্ম ও আইন-বিধান জারির প্রতি কোন প্রকার আগ্রহ পরিলক্ষিত হত না। 
অন্য কথায় তিনি যেমন ইসলামের সমর্থক ছিলেন না, তেমনি ইসলামের প্রতি 
বিদ্িষ্টও ছিলেন না। সাধারণত যারা রাজশক্তি ও শাহী তখতের মালিক হন, যেসব 
শাসক আরাম-আয়েশ ও ভোগ-বিলাসের প্রতি আকৃষ্ট হন তারা সাধারণের কাছে 
প্রিয় ও গৃহীত কোন প্রচলিত রীতি-নীতির বাতিল ও অপসারণ এবং নতুন কোন 
রীতি-নীতির প্রচলনের ঝুঁকি নিতে চান না। তারা কেবল কাজ ও খেয়ালের মজা 
ভোগ এবং ক্ষমতা ও রাজত্বের সম্মাননা লাভের আকাংক্ষী। সাধারণভাবে দেখা 
গেছে, এ ধরনের লোকদের ভেতর এ সমস্ত লোকের প্রতি এক ধরনের গোপন ও 
প্রচ্ছন্ন ভক্তি ও শ্রদ্ধাবোধ দেখতে পাওয়া যায় খীরা এই বস্তুগত স্তর থেকে একটু 
উঁচুতে এবং এই সব পার্থিব প্রদর্শন সর্বস্ব মানসিকতা ও পদমর্যাদাণত অবস্থানের 
প্রতি বিষুখ ও নিস্পৃহ হয়ে থাকেন । এসব লোকের সুকাবিলায় ঘারা কোন পদমর্যাদা 
লাভের দাবিদার কিংবা কোন নতুন আন্দোলন ও দর্শনের প্রতি আহবানকারী হন 
তাদের মধ্যে সত্য গ্রহণের যোগ্যতা ও সামর্থ্য বেশি পাওয়া যায়৷ 

সম্রাট জাহাঙ্গীর সাম্রাজ্যের শাসকদের মধ্যে এ ধরনের শাসকদের সঙ্গেই 
বেশি সম্পর্কিত ছিলেন এবং তিনি যখন সিংহাসনে অধিষ্ঠিত হলেন তখন 
দৃূরদৃষ্টিসম্পন্ন লোকদের বুঝতে অসুবিধা হয়নি যে, এবার সাম্রাজ্যের গতি পরিবর্তন 
এবং ক্রমান্বয়ে তাকে সঠিক পথে নিয়ে আসার সময় এসে গেছে। 
সঠিক কর্মপন্থা ও কর্মপদ্ধতি 

সে সময় হযরত মুজাদ্দিদ আলফেছানী রে) এবং সে সব হযরতের জন্য ষীরা 
ইলমে দীন ও বাতেনী কামালিয়াত দ্বারা সুসজ্জিত ছিলেন, স্বয়ং নিজেরা আল্লাহ্‌র 
ধ্যান-খেয়ালে মশগুল ও আল্লাহ্র মাঝে আত্মনিমগ্নিতার মত সম্পদ দ্বারা ভরপুর 
এবং ধর্মীয় মর্বাদাবোধের চেতনায় উদ্দীপ্ত ও মাতাল ছিলেন, এঁ অবস্থার সামনে যা 
দিও গাদন বারন নজির 


সম্রাট আকবর থেকে সম্রাট জাহাঙ্গীর পর্যন্ত ২৩৯ 


(১) দেশ ও সাম্রাজ্যকে তার নিজের অবস্থার ওপর ছেড়ে দিয়ে নিজেদের জন্য 
এমন কোন নির্জন কোণ বেছে নেওয়া যেখানে নিশ্চিন্তে ও নির্ভীবনায় আল্লাহর 
স্মরণে মশগুল, সত্যপথের প্রার্থী ও পথিকদের প্রশিক্ষণ দান এবং ইবাদত-বন্দেগী 
ও যিক্র-আযকারের একাগ্রতা ও উৎসাহ লাভ জুটতে পারত। এ ছিল সেই 
কর্মপন্থা যা হযরত মুজাদ্দিদ আলফেছানী (র)-র যুগে বিশের অধিক বরং শত শত 
আলিম-উলামা ও মাশায়েখ এখতিয়ার করেছিলেন। দেশের সর্বত্র তাদের খানকাহ 
ছিল এবং তারা পূর্ণ একাগ্রতা ও নিরব নিশুপতার সঙ্গে কাজ করে যাচ্ছিলেন এবং 
আল্লাহর সৃষ্টিকুল তাঁদের থেকে মূল্যবান আধ্যাত্মিক ও ঈমানী ফায়দা লাভ করছিল। 

(২) ভারতবর্ষের নামকা ওয়ান্তে মুসলিম সাম্রাজ্য ও তার শাসককে (মুসলিম 
খান্দানে যার জন্য নেবার সৌভাগ্য জুটে ছিল) ইসলাম বিরোধী ও ইসলাম দুশমন. 
মনে করে (যা প্রমাণের জন্য বহু আইন-কানুন ও বিধি-বিধান এবং ব্যক্তিগত 
আম্ল-আখলাক পাওয়া যেত) এর সংস্কার-সংশোধনের ব্যাপারে একেবারে হতাশ 
ও নিরাশ হয়ে গিয়ে তার বিরুদ্ধে একটি ধর্মীয় ফ্রন্ট কায়েম করা এবং ইসলামকে 
তীর প্রতিদ্বন্দ্বী ও প্রতিপক্ষ ভেবে তার স্থায়ী বিরোধিতা ও তার বিরুদ্ধে কাতারবন্দী 
হয়ে দাড়িয়ে যাওয়া ৷ 

যদি এতেও কাজ না হয় তাহলে ধর্মীয় মর্যাদাবোধ, জিহাদ ও আত্মোৎসর্গের 
প্রেরণায় উজ্জীবিত এবং বর্তমান অবস্থা সম্পর্কে অসন্তুষ্ট ভক্ত-অনুরক্ত মুরীদান ও 
সাথীদেরকে একত্র করে, অতঃপর কোন সামরিক ও রাজনৈতিক কার্যক্রমের 
মাধ্যমে সাম্রাজ্যে বিপ্লব সৃষ্টি করা এবং সাম্রাজ্যের সিংহাসনে অধিকতর নেককার, 
ও দীনদার কোন লোককে চোই কি তিনি মুগল রাজবংশের সঙ্গে সম্পর্কিত কেউ 
হন এবং হন বাবুরের বংশের সন্তানদের কেউ) বসাবার চেষ্টা করা যিনি গোটা 
সাম্রাজ্যের গতিমুখ পাল্টে দেবেন এবং অবস্থার আমুল পরিবর্তন ঘটবে । 

(৩) সাম্রাজ্যের আমীর-উমারা ও দরবারের অমাত্যদের সঙ্গে সম্পর্ক সৃষ্টি 
করে, খাদের সঙ্গে প্রথম থেকেই সম্পর্ক আছে এবং তারাও তীর প্রতি ভক্তি-শ্রদ্ধা 
পোষণ করেন, তার ইখলাস, আন্তরিক নিষ্ঠা ও অর্তজ্বালার ওপর খারা আস্থাশীল, 
তাদের মধ্যে ধর্মীয় আবেগ-উদ্দীপনা ও মর্ধাদাবোধ জাগিয়ে এবং তাদের দিলের 
ভন্মস্ুপের মধ্যে যেই ঈমানী অপ্রিস্কুলিঙ্গ চাপা পড়ে আছে তাকে উজ্জ্বল ও দীপ্তিময় 
করে সম্রাটকে সৎ পরামর্শ প্রদানে অনুপ্রাণিত করা, তার ইসলামী চেতনাকে যা 
আপন পিতা-পিতামহ ও পূর্বপুরুষদের থেকে উত্তরাধিকার সূত্রে তিনি পেয়েছেন 
আলোড়িত ও আন্দোলিত করা, তাকে ইসলামের সমর্থন, মুসলমানদের আহত 
দিলের সুচিকিৎসা ও বিগত যুগের ক্ষতিপূরণ উদ্ধুদ্ধ করা, নিজে সর্বপ্রকার পদ ও 
মর্যাদা বরং এর ছায়া পর্যন্ত এড়িয়ে চলা এবং এ সবের স্পর্শ বাচিয়ে চলা, পরিপূর্ণ 
যুহ্দ ও নিম্পৃহতার প্রমাণ পেশ করা, রাজত্ব ও সাম্রাজ্যের যারা উপযুক্ত তাদের 


২৪০ হযরত মুজাদ্দিদ আলফেছানী রে.) 


হাতেই রাজত্ব ও সাম্রাজ্য থাকুক এবং যারা যেসব পদ ও পদমর্যাদার উপযুক্ত 
তাদের কাছেই এসব থাকুক, এগুলো তাদেরকে সোপর্দ করা, এমন উঁচু দৃষ্টি ও 
নিঃস্বার্থপরতার প্রকাশ যাতে করে কোন কট্টর. থেকে কট্টরতম বিরোধী ও চরমতম 
হিহসুকও পদমর্যাদা কামনা ও ক্ষমতা লাভের অপবাদ দিতে না পারে এবং কোন 
বিরোধী চক্রান্ত ও ষড়যন্ত্র যেন এব্যাপারে সফল হতে না পারে। 

প্রথম নম্বর সম্পর্কে যতটা বলা যায় তাহলো এই যে, হযরত মুজাদ্দিদ 
আলফেছানীর পতিত স্বভাব এবং তার শানে আমীমত তথা অটুট সংকল্পের শান ও 
সেই উচ্চ পদমর্যাদার সঙ্গে; যা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা তীকে ধন্য ও 
গৌরবাৰ্বিত করেছিলেন, এর. আদৌ কোন সম্বন্ধ নেই। হযরত মুজাদ্দিদ 
সাহেব-এর স্বীয় আধ্যাত্মিক পরিপূর্ণতা ও প্রশিক্ষণের পরই একথার বিশ্বাস জন্ম 
গিয়েছিল যে, আল্লাহ তাআলা তাকে দিয়ে অন্য কোন কাজই করিয়ে নিতে চান 
এবং তাকে শুধুই কতকগুলো আবশ্যকীয় ও ব্যক্তিগত ইবাদত-বন্দেগী ও উন্নতি 
এবং পীর-মুরীদির অন্য পয়দা করা হয়নি । তিনি তীরই সিলসিলার একজন উচ্চ 
মর্যাদাসম্পন্ন শায়খ ও তরীকার ইমাম হযরত খাজা উবায়দুল্লাহ আহরার (মৃ. ৮৯৫ 
হি.)-এর এই উক্তি উদ্ধৃত করে প্রকারান্তরে নিজেকেই সেই স্থানে তুলে ধরেছেন। 
খাজা উবায়দুল্লাহ বলতেন ৪ 
ASS 1s Cal ls ১৪০০ 81053 ভি HS dh ০০০৪ 

এন] Sls 39033 ৯৪০ E232 01৩ Sl ৯০৬০৪ 


কোন পীর মুরীদ পাবে না। কিন্তু আল্লাহ তা'আলা আমাকে অন্য কোন কাজ সোপর্দ 
করেছেন; সে কাজ হল, শরীয়তের প্রচলন এবং মুসলিম মিল্লাতের 
সমর্থন-সহযোগিতা ৷” 
ঃপর উল্লিখিত বাক্যটিরই আরও ব্যাখ্যা-বিশ্লেষণ করতে গিয়ে তিনি 
বলেন, £ 
০৮০21 এ ০৪৩৯৩ MES is ০৮5৮৭ en POY 
হি এট EAI 96৮81 ০০5 Lisl. Lal) 
~ Hig yd 
“তিনি রাজা-বাদশাহদের দরবারে যেতেন এবং আপন আধ্যাত্মিক শক্তি ও 


রূহানী তাছীর তথা রূহানী প্রভাব দ্বারা তাদেরকে নিজের অনুগত ও বাধ্য বানিয়ে 
নিতেন। এরপর তাদের দিয়ে শরীয়ত জারী করতেন” ।১ 


১. মকতুব নং ৬৫, খানে আজমের নামে। 


সম্রাট আকবর থেকে সম্রাট জাহাঙ্গীর পর্যন্ত ২৪১ 


দ্বিতীয় নম্বর সম্পর্কে যতটা বলা যায় যে, এটি এমন একজন রাজনৈতিক 
মানসিকতা পোষণকারী সংকীর্ণ দৃষ্টিভঙ্গির অধিকারী দা“ঈ অথবা নেতার কর্মপন্থা 
হতে পারে যিনি তার কাজ সন্দেহ-সংশয় ও খারাপ ধারণা নিয়ে শুরু করেন এবং 
আপন সত্বরতা প্রিয়তা, দাওয়াতী প্রজ্ঞা ও কৌশল এবং কল্যাণ কামনা ও উপদেশ 
প্রদানের ওপর প্রতিদ্বন্দিতা ও যুদ্ধ ঘোষণাকে অগ্রাধিকার দেবার পরিণতিতে 
সমকালীন হুকুমত ও ক্ষমতাধিকারীদেরকে স্বীয় প্রতিপক্ষ ও প্রতিদন্দী বানিয়ে 
ফেলেন এবং ধর্মের বিজয়ী হবার সম্ভাবনা ও ক্ষেত্রকে আরও বেশি সংকীর্ণ করে 
তোলেন । একজন দা-ঈ ইলাল্লাহ (আল্লাহ্‌র দিকে আহবানকারী) ও আল্লাহ্‌র পক্ষ 
থেকে সাহায্যপ্রাপ্ত ব্যক্তির কর্মপন্থা এ হতে পারে না যার উদ্দেশ্য ও লক্ষ্য আপন 
ব্যক্তি স্বার্থ কিংবা দলীয় স্বার্থের জন্য ক্ষমতা লাভ নয়, কেবল দীনের প্রাধান্য ও 
বিজয় এবং আহকামে শরীয়তের প্রয়োগ ও প্রচলন যার একমাত্র লক্ষ্য তা সে যার 
হাত দিয়েই তা হোক না কেন। 

কার্যকর ও বাস্তব পদক্ষেপের সম্পর্ক যতটা তাতে করে একথা বলা যায় যে, এ 
পথ ছিল কঠিন বিপদ-আপদ পরিপূর্ণ এবং ভারতবর্ষের সে সময়কার রাজনৈতিক 
চিত্র ও পরিবেশে ইসলাম সম্পর্কে তা এক ধরনের আত্মহত্যার পথে একটি 
পদক্ষেপ হত। মোগল সাম্রাজ্যের ভেতর, যেই সাম্রাজ্য সম্রাট বাবর তীর সুদৃঢ় 
হাতে কায়েম করেছিলেন, হুমায়ুন যার জন্য ইরানের সপ্ত প্রদেশ অতিক্রম 
করেছিলেন এবং আকবর উপ্য্যুপরি বিজয় ও দেশের পর দেশ জয় করে তাকে 
নি, শের শাহ সূরীর মত অটল মনোবলসম্পন্ন সম্রাটের স্থলাভিষিক্ত সুলতান সলীম 
শাহও তাকে খতম করতে সক্ষম ও সফল হননি । বিভিন্ন সময় মোগল শাসনের 
বিরুদ্ধে দেশে উ্থিত বিদ্রোহগুলোর সবটাই ব্যর্থতায় পযবর্সিত হয়। এরপরও যদি 
মোগল শাসকদের সিংহাসনচ্যুত করার প্রয়াস সফলও হত তবুও এর সমূহ 
আশংকা ছিল যে, রাজপূতরা খারা সম্রাট আকবরের শাসনামলে বিশেষভাবে উচ্চ 
পদগুলো লাভ করেছিল, যাদের সামরিক শক্তি স্বয়ং সাম্রাজ্যের অধিপতিদের 
কাছেই ছিল সর্বাধিক নির্ভরযোগ্য পুঁজি, হুকুমতের ওপর জেঁকে বসত এবং এদেশে 
মুসলিম শাসন চিরদিনের জন্য নিঃশেষ হয়ে যেতে পারত । 

তাছাড়া এ ধরনের প্রয়াস এর আগেও ব্যর্থ হয়েছিল। সম্রাট আকবরের 
শাসনামলে শায়খ বায়েষীদের, যিনি ‘পীরে রৌশন” (আলোর পীর) এবং “পীরে 
তারীক' (অন্ধকারের পীর) এই পরস্পরবিরোধী নামে বিখ্যাত, নেতৃত্বে এক বিরাট 
বড় ধর্মীয় আন্দোলন এবং তানধীমে ফের্কা রৌশ্নাইয়া নামে শুরু হয়েছিল। শায়খ 
বায়েবীদ বছরের পর বছর ধরে মোগল সালতানাতের প্রবল পবাক্রান্ত 
সেনাবাহিনীকে সাহসিকতা ও বীরত্বের সাথে সুকাবিলা করেছিলেন তিনি কোহে 
-১৬ , 


২৪২ হযরত মুজাদ্দিদ আলফেছানী (র.) 


সুলায়মানকে খাটি বানিয়ে খায়বার গিরিপথের ওপর নিয়ন্ত্রণ জীকিয়ে বসেন এবং 
পার্শ্ববর্তী এলাকাগুলোর ওপর আক্রমণোদ্যত হন। সম্রাট আকবর তার মুকাবিলায় 
রাজা মানসিংহ, রাজা বীরবল ও যয়েন খানকে পাঠান। কিন্তু তারা সবাই ব্যর্থ হয়ে 
ফিরে আসেন। রাজা বীরবল তো এক সংঘর্ষে মারাই যান। রৌশনাইয়ারা এক 
বিরাট বাহিনীর সাহায্যে গযনী দখল করে নেয়। এই ফেতনা সম্রাট জাহাঙ্গীরের 
আমলে দমন করা হয় এবং সম্রাট শাহজাহানের আমলেই কেবল পরিপূর্ণরূপে 
নির্মূল করা সম্ভব হয়। কিন্তু এত সব সত্ত্বেও এই বিদ্রোহের পরিণতি একমাত্র 
অরাজকতা ও বিশৃঙ্খলা ছাড়া আর কিছুই হয় নি। শেষাবধি তাকে সুদৃঢ় ও সুসংহত 
মোগল সাম্রাজ্যের সামনে মাথা নত করতেই হয় এবং ইতিহাসে কেবল তার 
নামটিই অবশিষ্ট থাকে। 
এ জাতীয় সামরিক পদক্ষেপ খা কোন সংস্কারের নামে গ্রহণ করা হয় সাম্রাজ্য 
ও ক্ষমতাসীন শাসকবর্গের নানা রকম বদগুমান ও কুধারণার টার্গেটে পরিণত হয় 
এবং তারা ধর্মকেই নিজেদের প্রতিপক্ষ ও প্রতিদ্বন্ত্রী হিসেবে ধরে নিয়ে এর 
উৎসাদন ও নির্মূলকরণের ও এর অনুসারী ও সমচিন্তার লোকদের খুঁজে বের করে 
তাদেরকে উৎখাতের কাজে কোমর বেঁধে নেমে পড়েন। সম্ভবত এরই ওপর ভিত্তি 
করে গোয়ালিয়র দৃর্ণে বন্দীতৃবরণ এবং সেনাবাহিনীর সাথে থাকার দায় থেকে 
রেহাই পাবার চার-পাঁচ বছর পর হি. ১০৩৫ সালে সম্বাট জাহাঙ্গীরের শাসনামলে 
বিখ্যাত আমীর ও উযীর মহাবত খান যখন বিদ্রোহ করেন তখন দূরদর্শী ব্যক্তিগণ 
তাকে এরূপ পদক্ষেপ গ্রহণ থেকে বিরত রাখতে চেষ্টা পান। মুজাদ্দিদ আলফেছানী 
- (র)-র ঈমানী দূরদর্শিতার এটি বিরাট বড় দলীল এবং তৌফিকে ইলাহীর এটি 
আলোকোজ্জ্বল প্রমাণ ছিল যে, তিনি অবস্থার মধ্যে বিপ্লব আনার জন্য বিপদপুর্ণ ও 
সন্দেহজনক রাস্তা এখতিয়ার করেন নি এবং ধ্বংসের পরিবর্তে নির্মাণ, নিগেটিভের 
পরিবর্তে পজিটিভ ও অবসান-উৎসাদনের পরিবর্তে স্থাপনের পথ ধরেন যা সকল 
প্রকার বিপদ-আপদ থেকে নিরাপদ ও ক্ষতির আশংকা থেকে মুক্ত ছিল। 
এরপর মুজাদ্দিদ আলফেছানীর সামনে একটি রাস্তাই অবশিষ্ট থাকে আর তা 
এই যে, সাম্রাজ্যের সেই সব আমীর-উমারা ও অমাত্যের সঙ্গে যোগাযোগ ও 
সম্পর্ক স্থাপন খারা আর যাই হোক মুসলমান ছিলেন। হযরত মুজাদ্দিদ সাহেব 
আপন গভীর জ্ঞান ও আল্লাহ-প্রদত্ত মেধার সাহায্যে জেনেছিলেন যে, আকবরের 
শাসনামলের ইসলাম বিরোধী পরিকল্পনা ও প্রোগ্রামে তীরা শরীক ছিলেন না । তারা 
. আকবরের বহু পদক্ষেপকে অপছন্দ করতেন। কিন্তু কী করবেনঃ তারা অসহায় 
ছিলেন, মজবূর ছিলেন! তীদের মধ্যে কয়েকজন ইসলামের প্রতি ভালবাসা এবং 
ধর্মীয় চেতনা ও মর্যাদাবোধ থেকে মুক্তও ছিলেন না । তীদের মধ্যে কয়েকজন তীর 
শায়খ ও মুরশিদ হযরত খাজা বাকী বিল্লাহ এবং স্বয়ং তীর সঙ্গে পীর-মুরীদির 


সম্রাট আকবর থেকে সম্রাট জাহাঙ্গীর পর্যন্ত ২৪৩ 


সম্পর্ক না থাকলেও গ্রীতি ও শ্রদ্ধাপূর্ণ সম্পর্ক রাখতেন । তারা হযরত মুজাদ্দিদ 
সাহেবের ইখলাস তথা আন্তরিকতা ও নিষ্ঠা, স্বার্থলেশহীনতা, ইসলামের জন্য দরদ 
ও ব্যথা সম্পর্কে জানতেন । তাদের মধ্যে কয়েকজন ছিলেন বিশিষ্ট । যেমন নওয়াব 
সাইয়েদ মুর্তাযা ওরফে শায়খ ফরীদ (মৃ. ১০২৫ হি.), খানে আজম মির্যা কোকা 
(মৃ. ১০৩৩ হি.১, খান জাহান লোদী (মৃ. ১০৪০ হি.), সদর জাহা পাহানবী (মৃ. 
১০২৭ হি.) ও লালা বেগ জাহাঙ্গীরি। 


মুজাদ্দিদ সাহেব উল্লিখিত আমীর ও সাম্রাজ্যের অমাত্যবর্গকে সম্বোধন করেন 
এবং তাদের সাথে পত্র যোগাযোগ শুরু করেন এবং কাগজের পৃষ্ঠায় দিলের 
ব্যথাকে টুকরো টুকরো করে স্থাপন করেন! এসব পত্র আপন ব্যথা ও ইখলাস, 
আবেগ ও প্রভাব, কলমের জোর ও লেখনী শক্তির দিক দিয়ে সেসব চিঠি-পত্র 
সংকলনের মধ্যে বিশেষ বৈশিষ্ট্যের দাবিদার যা দুনিয়ার যে কোন ভাষায় এবং যে 
কোন ধর্মীয় সংস্কার আন্দোলনের ইতিহাসে লেখা হয়েছে এবং শত শত বছর 
অতিবাহিত হবার পর আজও তার ভেতর প্রভাব ও চিত্তাকর্ষণ খুঁজে পাওয়া যায়।১ 
এথেকেই পরিমাপ করা যায় এসব পত্র যাদের উদ্দেশ্যে লেখা হয়েছিল তাদের 
দিলের ওপর তা কী প্রভাব ফেলেছিল । প্রকৃত অর্থে এসব পত্রই মুজাদ্দিদ সাহেবের 
দাওয়াত ও তাবলীগের দূত, তার আহত দিলের সঠিক মুখপাত্র, অশ্রুর ফোটা ও 
দিলের টুকরো এবং হিজরী দশম শতাব্দীতে ভারতবর্ষের বিশাল মোগল সাম্রাজ্যে 
যেই বিরাট বিপ্লব সাধিত হয় এতে তীর মৌল অংশ ও সবচে’ বড় ভূমিকা রয়েছে। 
সাম্রাজ্যের আমীর-উমারার নামে প্রেরণামূলক ও দাওয়াতী পত্র 

এসব প্রেরণামূলক ও দাওয়াতী পত্রের একটি বিরাট অংশ নওয়াব সাইয়েদ 
ফরীদের২ নামে প্রেরিত হয় যিনি মোগল সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এবং 


৯. মকডুবাতের সাহিত্যিক মন ও মর্থাদা সম্পর্কে লেখেন নেই পরযাবোুা পাঠ বরা আরা ভিন 

দাওয়াত ও আধীমত” (সংগ্রামী সাধকদের ইতিহাস)-এর তৃতীয় খণ্ডে হযরত মখদূম শায়খ 

শরফুদীন ইয়াহইয়া মুনায়রীর “মকতুবাত সহ-সদী” এবং “মকতুবাতে ইমাম রব্বানীর" আলোচনায় যা 
লেখা হয়েছে তা পাঠ করা যেতে পারে। 

২. আমীরে কবীর নওয়াব মুর্তাা ইবন আহমদ বুখারী যিনি সাইয়েদ ফরীদ নামে সমধিক পরিচিত, অত্যন্ত 
বিশাল ব্যক্তিত্ব, ব্যাপক গুণাবলী ও বহুমুখী যোগ্যতার অধিকারী ছিলেন । রাজনীতি ও প্রশাসন, বদানাতা 
ও অনুগ্রহ বিতরণ, বিনয় ও আচার-বাবহার, ধর্ম ও দীনদার ধর্মভীরু লোকদের প্রৃতি ভালবাসা, উচ্চ 
মনোবল ও সমুন্নত দৃষ্টিতির বিস্ময়কর নমুনা ছিলেন। আকবরের শাসন আমলেই মীর বখশীর পদ 
পর্যন্ত পদোন্নতি লাভ করেন। জাহাঙ্গীর সিংহাসনে বসতেই তার আরেক দফা পদোন্নতি ঘটে এবং 
সর্বময় ক্ষমতার অধিকারী হন ও মুর্তাযা খান উপাধি লাভ করেন । প্রথমে গুজরাট, পরে পাঞ্জাবের গভর্নর 
নিযুক্ত হন যে পদে তিনি দীর্ঘদিন অধিষ্ঠিত থাকেন। দানের ক্ষেত্রে তীর কোন জুড়ি ছিল না । কখনো 
কিছু না থাকলে শরীরের কাপড়ুটুকু পর্যন্ত দান করে দিতেন । বিধবা, অভাবী ও প্রয়োজন মুখাপেক্ষী 
লোকদের জন্য তিনি দৈনিক ও বার্ষিক ভাতা নির্ধারণ করে দিয়েছিলেন। পিতৃহীন সন্তানদের ওপর পিতার 
ন্যায় প্নেহ-মমতা বিতরণ করতেন । বিবাহ উপযোগী গরীব মেয়েদের বিয়ে ও যৌতুকের ব্যবস্থা করা 
তীর প্রিয় নেশা ছিল। তীর দন্তরখানে প্রতিদিন দেড় হাজারের কাছাকাছি লোক খেত। ফরীদাবাদ শহর 
তীর নামে প্রতিষ্ঠিত হয়। হিঃ ১০২৫ সালে তিনি ইনতিকাল করেন। নু-খা. ৫ম খণ্ড। 


২৪৪ হযরত মুজাদ্দিদ আলফেছানী (র.) 


প্রাদেশিক গভর্নরদের মধ্যে বিশিষ্ট মর্যাদার অধিকারী ছিলেন এবং আকবরের শাসন 
আমল থেকে সাম্রাজ্যের ঘনিষ্ঠ ও আস্থাভাজন লোক ছিলেন। হযরত খাজা বাকী 
বিল্লাহ্র সঙ্গে ভক্তি ও শ্রদ্ধাপূর্ণ সম্পর্ক ছিল। তার নেতৃত্ব ও ধর্মীয় মর্যাদাবোধ 
থেকে হযরত মুজাদ্দিদ আলফেছানী ফায়দা উঠিয়ে এবং এর দোহাই দিয়ে তাকে 
তার নিজের দায়িত্‌ ও পারিবারিক কর্তব্য পালনে উৎসাহিত করেন যাতে তিনি 
সম্রাট জাহাঙ্গীরকে সৎ পরামর্শ দিয়ে সাম্রাজ্যের গতিমুখ আকবরের রেখে যাওয়া 
পথে চলতে থাকা. ইসলামের চাহিদা ও দাবিসমূহের প্রতি উপেক্ষা প্রদর্শন ও 
সম্পর্কহীনতা, ইসলাম ও মুসলমানদের চরম দুর্দশা ও অসহায় অবস্থা থেকে দীনের 
সাহাষ্য-সমর্থন ও ইসলামের প্রতীক ও বিধি-বিধানের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শনের 
দিকে ঘুরিয়ে দেবার চেষ্টা করেন। 

দুঃখের বিষয় এই যে, এসব পত্রের ওপর তারিখ লেখা নেই। নইলে 
দাওয়াতের হেকমত ও ক্রমিক অগ্রগতির কতকগুলো গুরুত্বপূর্ণ দিক সামনে 
আসত এবং জানা যেত তিনি কিভাবে তাকে যাকে তিনি চিঠি লিখেছেন এবং পত্র 
প্রাপক কিভাবে সমত্রাটকে, অতঃপর সম্রাট কিভাবে সাম্রাজ্যের গতিমুখকে 
ইসলামের সাহায্য-সমর্থনের পথে এনে দীড় করিয়ে দিলেন এবং বিগত হুকুমতের 
প্রভাব বলয় কিভাবে ক্রমান্বয়ে দুর্বল থেকে দুর্বলতর ও নিস্তেজ থেকে নিস্তেজতর 
হল এবং সেই জায়গা ইসলাম দোস্তি ও ইসলাম পরিচিত নেওয়া শুরু করল। 
আমরা আমাদের পরিমাপ মুতাবিক সে সব পত্রের উদ্ধৃতি কিছুটা বিন্যস্ত সহকারে 
পেশ করছি। 

নওয়াব সাইয়েদ ফরীদ বুখারীকে লিখিত একপত্রে, যা সম্ভবত সম্রাট 
জাহাঙ্গীরের সিংহাসনে আরোহণের পর পরই লেখা হয়েছিল, লিখছেন ৪ 

আপন শ্রদ্ধেয় গিতা-পিতামহদের, বিশেষ করে সায়্যিদুল কাওনাইন সাল্লাল্লাহু 
আলায়হি ওয়া সাল্লাম প্রদর্শিত সিরাতে মুস্তাকীমের ওপর দৃঢ়পদ থাকার দোআ করার 
গর লিখেছেন ৪ 

“সম্রাটের সঙ্গে জগতের সম্পর্ক ঠিক তেমনি যেমন সম্পর্ক শরীরের সঙ্গে 
মনের । যদি মন ভাল থাকে, সুস্থ থাকে তাহলে শরীরও সুস্থ সবল থাকবে । আর 
মন যদি ভাল না থাকে তাহলে শরীরও খারাপ হবে, শরীরের ওপর এর প্রভাব 
পড়বে ৷ সম্রাটের ভাল থাকাটার অর্থ দুনিয়াও ভাল থাকবে আর তীর খারাপ হবার 
অর্থ হবে দুনিয়া জাহানটাই খারাপ হওয়া । 

“আপনার বেশ ভালই জানা আছে যে, বিগত কালে (আকবরের রাজত্ব কালে) 
মুসলমানদের মাথার ওপর দিয়ে কি বিপদের ঝড়টাই না বয়ে গেছে। এর পূর্বেকার 
শতান্দীগুলোতে ইসলামের অসহায় অবস্থা থাকলেও মুসলমানদের লজ্জা ও অপমান 


সম্রাট আকবর থেকে সম্রাট জাহাঙ্গীর পর্যন্ত ২৪৫ 


এর চেয়ে বেশি হয়নি। সে যুগে বেশির থেকে বেশি এই হয়েছে, মুসলমানরা 
নিজেদের ধর্মের ওপর থেকেছে এবং কাফির মুশরিকরা তাদের পথে অনড় 
থেকেছে। 33 ৮1485 ₹4] কিন্তু বিগত দিনগুলোতে অবিশ্বাসী কাফিররা 
গ্রাধান্যে এসে খোলামেলা ভাবে ও প্রকাশ্যে মুসলিম দেশে কুফরী বিধানগুলো চালু 
করতো এবং মুসলমানরা ইসলামের বিধি-বিধানসমূহ প্রকাশ করতে বাধ্য ছিল । 
যদি কেউ সাহসও করত তাহলে তার ভাগ্যে মৃত্যুদণ্ড জুটতো . 5০৯! 
5১3915 li ০ « 551১1ও হায় আফসোস! হায় কি মুসীবত! হায় কি 
নিদারুন দুর্ভোগ! মুহাম্মাদুর রাসূলুল্লাহ্‌ (সা)-এর (যিনি আল্লাহ রাব্বুল-'আলামীনের 
মাহবুব) অনুসারীরা ছিল অবমানিত ও লাঞ্ছিত আর তীর নবৃওত অস্বীকারকারীরা 
সন্মানিত ও আস্থাভাজন! মুসলমানরা ছিল তাদের আহত দিল্‌ নিয়ে ইসলামের 
বিলাপ গানে মত্ত আর প্রতিপক্ষ দুশমনেরা হাসি-তামাশা ও ঠা্টা-মক্করার সাথে 
তাদের কাটা খায়ে নুন ছিটাচ্ছিল। হেদায়েতের প্রদীপ্ত সূর্য গোমরাহীর নিকষ কালো 
আধারের বুকে মুখ লুকিয়ে এবং সত্যের উজ্জ্বল আলো (নূর) ছিল বাতিল তথা 
মিথ্যার পর্দান্তরালে প্রচ্ছন্ন ও লুক্কায়িত । 
ও অপসৃত হবার এবং মুসলমানদের বাদশাহ সাম্রাজ্যের প্রধান হিসাবে সাধারণ ও 
বিশিষ্ট লোকদের কানে কানে পৌছে গেছেন, মুসলমানেরা যখন তাদের অনিবার্য 
দায়িতু ও কর্তব্য ভাবছেন যে, তারা বাদশাহকে সাহায্য করবেন, সাহায্য করবেন 
শরীয়তের বিধান চালু করা ও মুসলিম মিল্লাতকে শক্তিশালী করার পথ প্রদর্শনের 
ক্ষেত্রে, চাই সে সাহায্য ও শক্তি জোগান মুখ দিয়ে হোক কিংবা হাতে কলমে ।” 

অতঃপর কয়েক লাইন পর বিগত আমলের রোগ-ব্যাধি সঠিকভাবে সনাক্ত 
করে তিনি লিখছেন ৪ 

“বিগত আমলে যেসব বিপদ-আপদ মুসীবতই মাথার ওপর এসেছে তা 
এসেছে উলামায়ে সূ’ দলের অপকর্মের কারণেই ৷ রাজা-বাদশাহদের এসব লোকই 
সঠিক পথ থেকে সরিয়ে দেয়। সুসলিম মিল্লাতের মধ্যে যেই বাহাত্তর ফের্কা সৃষ্টি 
হয়েছে এবং তারা যে পথভ্রষ্টতার রাস্তা ধরেছে তাদের অনুসরণীয় নেতা ছিল এসব 
উলামায়ে সু'ই। 

“উলামায়ে কিরামের মধ্যে এমন পথভ্রষ্ট লোক কমই হবেন যাদের গোমরাহী 
ও পথভ্রষ্টতা অন্যদের ওপর প্রভাব ফেলবে, আছর করবে । এ যুগের অধিকাংশ 
দরবেশরূপী মূর্খ সৃফীও “উলামায়ে সু'র প্রভাব রাখে। তাদের সৃষ্ট ফেতনা-ফাসাদও 
বিধেয় ফাসাদ। যদি কোন লোক এই কল্যাণকর কাজে (দীনের সাহায্যের কাজে) 
দীনকে সাহায্য করার শক্তি-সামর্থ্য রাখে, যদি সে এক্ষেত্রে কোনরূপ দুর্বলতার 


২৪৬ হযরত মুজাদ্দিদ আলফেছানী (র.) 


প্রকাশ ঘটায় এবং কারখানা ও ইসলামের ঘাটতি দেখা দেয় তাহলে ক্রটি ও 
গাফিলতি প্রদর্শনকারী ব্যক্তি অভিযুক্ত হবে। এরই ওপর ভিত্তি করে এই নগণ্য ও 
দুর্বল চায় যে, সে মুসলিম সাম্রাজ্যের সাহায্যকারীদের কাতারে শামিল হোক এবং 
আপন সাধ্য মুতাবিক চেষ্টা-তদবীর চালিয়ে যাক। কেননা ₹৬-৪ 51359 545 
{4 ৩৫৪ আশ্চর্য কি যে, এই অসহায় ও দুর্বলকে সেই মহান জামা“আতে শামিল 
করে নেয়া হবে। অধম তার দৃষ্টান্ত সেই বৃদ্ধার সাথে পেশ করতে চায় যে কিছু 
রশি নিলামে চড়িয়ে নিজেকে ইউসুফ (আ)-এর ক্রেতাদের কাতারে অর্ন্তভুক্ত 
করতে চেয়েছিল। আশা করি, খুব সত্বুর এই ফকীর আপনার খেদমতে হাযির. 
হবে। আপনার খেদমতে তার এও প্রত্যাশা, যেহেতু আপনি সম্রাটের বিশিষ্ট 
নৈকট্যধন্য এবং এসব কথা সম্রাটের গোচরে আনার সহজ সুযোগও আপনার 
আছে। অতএব আপনি প্রকাশ্যে অথবা নির্জনে একান্তে শরীয়তে মুহাম্মদীর প্রচলনে 
কোশেশ করবেন এবং মুসলমানদেরকে এই দীন ও দরিদ্র-দশী থেকে বের করে 
আনবেন।”১ 

সাইয়্যিদ ফরীদের নামে অপর এক পত্রে বলেন, 

“এই মুহুর্তে অসহায় মুসলমানেরা যারা এরূপ দুর্দশা ও অসহায় অবস্থার 
শিকার, মুক্তির আশা আহলে বায়ত-এর নৌকার সাথেই জুড়ে দিয়েছে। মহানবী 
(সা)-এর ইরশাদ 8 15 (88) ০-০ ০৩১ ২১০৯০০৯5332 1 ০৯০ 
“Ja (১০ ০31৯ ১৮০৬ “আমার আহলে বায়ত-এর উদাহরণ হল নূহ-এর 
কিশতীর ন্যায়। যে তাতে আরোহণ করল মুক্তি পেল, বেঁচে গেল। আর যে 
পেছনে পড়ে রইল সে ধ্বংস হল।”২ 

“আপনি আপনার বুলন্দ হিম্মতকে সেই মহান লক্ষ্যের ওপর নিবদ্ধ করুন যাতে 
করে এই মহাসৌভাগ্যের অধিকারী আপনি হতে পারেন। আল্লাহর মেহেরবানীতে 
প্রভাবমণ্ডিত মর্যাদা ও শান-শওকত আপনার আছে। এই ব্যক্তিগত আভিজাত্য ও 
বংশগত মর্যাদার সাথে সাথে এই সৌভাগ্যও যদি আপনার ভাগ্যে জুটে যায় তাহলে 
সকল সৌভাগ্যবানদের আপনি ডিঙিয়ে যেতে পারবেন! এই নগন্য অধম এ 
ধরনের কিছু কথা আপনার সমীপে পেশ করার জন্য, যার উদ্দেশ্য ইসলামী 
শরীয়তের সমর্থন-সহযোগিতা ও প্রচলন, আপনার খেদমতে আগমনের অভিপ্রায় 
পোষণ করে সত 

তৃতীয় আরেক পত্রে তিনি বলেন, 

“সম্মানিত মহাত্মন! আজকের দিনে ইসলাম বড়ই অসহায় ও অপরিচিতির 
শিকার। একটি পয়সাও যদি কেউ এ মুহুর্তে ইসলামের শক্তি বৃদ্ধিতে ব্যয় করে 
১. মকতুব নং ৪৭, ১ম দফতর; 


২. মেশকাত, আবু যর রো) বর্ণিত, মুসনাদ আহমদ সূত্রে; 
৩. মৃকতুব ৫১, ১ম দফতর; 


সমাট আকবর থেকে সম্রাট জাহাঙ্গীর পর্যন্ত - ২৪৭ 


কোটি কোটির বিনিময়ে তা ক্রয় করা হবে। দেখা যাক, আল্লাহ পাক কোন 
সৌভাগ্যবানকে এই মহা সম্পদ দানে সৌভাগ্যমণ্ডিত করেন। দীনের প্রচলন ও 
মুসলিম মিল্লাতকে শক্তিশালী করার কাজ যে যুগে যার দ্বারাই সম্পাদিত হোক তা 
উত্তম বিবেচিত হবে এবং তিনি সৌভাগ্যবান হবেন। বিশেষত এ সময় ইসলাম 
অত্যন্ত অসহায় অবস্থায় রয়েছে এবং আপনার মত একজন সাইয়েদ বংশধরের 
জন্য এটাই শোভন হবে যে, এই সম্পদ আপনার খান্দানের জন্য পারিবারিক সম্পদ 
হবে। আপনার জন্য হবে তা সরাসরি নিজস্ব আর অন্যের জন্য তা হবে মাধ্যম। 
এই সম্পদ লাভের মধ্যে আপন পূর্বপুরুষের ওয়ারিশ হওয়া বিরাট মূল্য বহন করে। 
মহানবী সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লাম সাহাবায়ে কিরামকে সম্বোধন করে একবার 
বলেছিলেন, তোমরা এমন এক যুগে আছ যে, আল্লাহর আদেশ-নিষেধগুলা 
দশভাগের একভাগও যদি ছেড়ে দাও তাহলে ধ্বংস হয়ে যাবে। তোমাদের পর 
একদল এমনও আসবে যে, তারা আদেশ-নিষেধগ্তলোর দশভাগের একভাগের 
ওপর আমল করলেও নাজাত পেয়ে যাবে। এই সময়ই সেই সময় এবং এই দলই 
সেই দল।” 
il sal 9025৭ day উহ aig 
এ এ বই] oll a2 ৪5০৭ ০19 2 5 
সাইয়িদ ফরীদের পর হযরত মুজাদ্দিদ আলফেছানীর বাছাইয়ের দৃষ্টি মোগল 
সাম্রাজ্যের অপর সভাসদ খানে আজম ১-এর ওপর গিয়ে পড়ে ধিনি শাহী খান্দানের 
খবনিষ্ঠ ও নিকট সান্নিধ্যে ছিলেন। জাহাঙ্গীরও তীর গুরুত্ব, সম্মান ও মর্যাদা অনুভব 
করতেন। নকশ্বান্দিয়া সিলসিলার বুযুর্গদের প্রতি তার ভক্তি ও শ্রদ্ধা ছিল। 
জাহাঙ্গীরের সিংহাসনে আরোহনের পরই সম্ভবত হযরত মুজাদ্দিদ তাকে নিমোক্ত 
পত্রটি লিখেছিলেন ৪ 
৮১০] ৪ (9581 ৭৮5 she Mig এও লি Sal 
- CLAY 


১. মিরধা আধীযুদ্দীন নামে আকবরের একজন দুধ ভাই হবার সুবাদে কোকা এই খেতাব লাভ করেছিলেন। 
প্রথম তার বাড়ি ছিল গযনীতে। এরপর ভিনি দিল্লীতে বসতি স্থাপন করেন। হিজরী ৯৮০ সালে তিনি 
গুজরাটের সুবেদার (গভর্নর) ছিলেন৷ তাকে মুহাম্মদ হুলায়ন নির্যার অবরোধ থেকে মুক্ত করবার লক্ষ্যে 
দিনে করেছিলেন। গুজরাটের পর বাংলা ও বিহারের সুবেদার হন । ‘খানে আজম' উপাধি লাভ করেন। 
এই কূপ নিকট ও ঘনিষ্ঠ সান্নিধ্য সত্তেও আকবরের শরা-শরীয়ত বিরোধী কার্যকলাপের দরুন তিনি তাকে 
প্রকাশ্যে সমালোচনা করতেন। এতদসত্ত্বেও শাহী সীলমোহর ‘উষুক' তাকে সোপর্দ করা হয়েছিল এবং 
তাকে “উকীল সুতলাক”-এর পদ দান করা হয়। জাহাঙ্গীরও তাকে হুকুমতের গুরুতুপূর্ণ পদ দান 
করেছিলেন এবং গুজরাটর সূবেদারী প্রদান করেন। হি. ১০৩৩ সালে ইনতিকাল করেন 
(নুষহাতুল-খাওয়াতির, সংক্ষেপিত)। 


২৪৮ হযরত মুজাদ্দিদ আলফেছানী (র.) 


“আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা তোমাদেরকে সাহায্য করুন, ইসলামের 

শত্রুদের বিরুদ্ধে ইসলামের বুলন্দী ও সমুন্নতির জন্য তোমাদেরকে সাহায্য করুন। 
- LD ab els LS sag 0855 els (৯ 

“অসহায় ও অপরিচিতির মাঝ দিয়ে ইসলামের সূচনা হয়েছে, আবার সেই 
একই অসহায় ও অপরিচিতির মাঝেই সে ফিরে আসবে । অতএব তাদের জন্য 
মুবারক হোক যারা এই অবস্থার শরীক হবে ।” 

“ইসলামের এই অসহায় অবস্থা এ পর্যন্ত পৌছে গেছে যে, কাফিররা প্রকাশ্যে 
খোলাখুলিভাবে ইসলামের ওপর কটুকাটব্য করছে ও মুসলমানদের নিন্দা করছে 
এবং বাধাহীনভাবে কুফরী ও অনৈসলামী বিধানসমূহ জারী করছে এবং খোলা 
বাজারেও এসবের প্রশংসা গীত গাইতে লজ্জাবোধ করছে না। এর বিপরীতে 
মুসলমানরা ইসলামের হুকুম-আহ্কাম তথা বিধি-বিধান জারী করতে অসহায় বোধ 
করছে। আর কেউ যদি ইসলামী বিধানের ওপর আমল করে সেজন্য তাকে নিন্দিত 
ও ভ্সনার শিকার হতে হয়।” 


303 4০৭০ ৪০৩ ০ বাট এও 
০৭ Al 43 ঢল 4S এলি ও ie Sd pas 
সামনে অগ্রসর হয়ে তিনি লিখেছেন ৪ 

“আজকের দিনে জনাবের অস্তিত্বকে আমরা মুল্যবান ও দুর্লভ মনে করি এবং 
হেরে যাওয়া বাজিতে আপনি ছাড়া আর কাউকে আমরা ময়দানে পাচ্ছি না। আল্লাহ 
আপনার মদদগার ও সাহায্যকারী । 421০ Yl dls lays 
৫০৭11 lolly 4৪৯2115 lL 14০9 হাদীছে বর্ণিত 
হয়েছে, ০৪১৯০০ 4২1 153 ০১> ২২০! ৮৩৪ ০ “তোমাদের কেউ ততক্ষণ 
পর্যন্ত মু'মিন হতে পার না, পারবে না যতক্ষণ না তাকে পাগল বলা হয়'। এই 
মুহুর্তে সেই পাগলামী যার ভিত্তি হল ইসলামী মর্যাদাবোধের আধিক্য তা আপনার 
স্বভাব ও প্রকৃতিতেই অনুভূত হয়। 4113 ০ 4৯ ১৭111 ,.০| আজকের 
দিন সেই দিন যে, অল্প আমলকেই বিরাট পুরস্কারের বিনিময়ে বিরাট সম্মানের সঙ্গে 
গ্রহণ করেন। আসহাবে কাহ্‌ফ থেকে একমাত্র বাস্তব হিজরত ছাড়া আর কোন 
উল্লেখযোগ্য আমল হয়েছে বলে প্রমাণিত নয় যাকে এত গুরুত্ব দেওয়া যেতে 
পারে । দুশমনের প্রাধান্য ও জয়লাভের মুহূর্তে যদি বিশ্বস্ত ও অনুগত সৈনিক সামান্য 
দৃঢ়তাও প্রদর্শন করে তাহলে সে বিরাট সম্মানের অধিকারী হয় সে সময়ের বিপরীতে 


সম্রাট আকবর থেকে সম্রাট জাহাঙ্গীর পর্যন্ত ২৪৯ 


যখন শান্তিকালীন সময় এবং শত্রু তার নিজ অবস্থানে থাকে । বাক জিহাদের এই 
মওকা যা আজ আপনার সামনে সমুপস্থিত আপনার জন্য শ্রেষ্ঠতম জিহাদ, জিহাদে 
আকবর। একে দুর্লভ সুযোগ মনে করুন, সম্পদ মনে করুন এবং 4১০ ০০1৯ 
আরও আছে কি! বলুন। এই বাক জিহাদকে অসির যুদ্ধের চেয়েও উত্তম ভাবুন। 
আমরা দীন-হীন ফকীর মানুষ, অসহায় দুর্বল। আমরা এই সম্পদ থেকে মাহরূম। 
Lr লগিন SEN 
LIL Oa] Silly 
005৮5 4৪০৪৭ ES 51S pasts 
“en এলি ipsa) OL 
"বিগত শাসনামলে দীনে মোস্তফা (ইসলাম)-এর সাথে যেই শক্রতামূলক 
আচরণ চোখে পড়ত আজকের আমলে বাহ্যত ও দৃশ্যত সেই শত্রুতা নেই । আর 
যদি থাকেও তাহলে তা অজানা ও অজ্ঞতার কারণে। আশংকা হয়, না জানি 
এখানেও ব্যাপারটা সেরূপ শত্রুতার পর্যায়ে পৌছে যায় এবং মুসলমানদের জীবন 
দুর্বিষহ হয়ে ওঠে । 


১৮১০] ০58৯ lal ০৯ এল 
জাহাঙ্গীরের দরবারের অপর একজন উচু পদাধিকারী খান জাহানের* নামে এ 
ধরনেরই একটি বিষয় সংক্ষেপে লিখেছেন £ 
“আপনি যেই খেদমত ও দায়িত্বে নিয়োজিত ও অধিষ্ঠিত যদি তা শরীয়তে 
মোস্তফার ওপর আমল করার সাথে একত্র করে নেন তাহলে আয়া, 
আলায়হিয়ু*স-সালাতু ওয়াস সালাম-ওয়ালা কাজ করবেন (তাদের ওপর দরূদ ও 
সালাম বর্ধিত হোক) এবং মজবুত দীনকে আলোকিত ও শোভিত করবেন । আমরা 
ফকীররা যদি বছরের পর বছরও প্রাণান্তকর পরিশ্রম করি তবু এই আমলের ক্ষেত্রে 
আপনাদের মত পুরুষ সিংহদের আশেপাশেও পৌছুতে পারব না।” 


১, মকতুব নং ৬৫, ১ম দফতর । 

২. আমীরে কবীর খান জাহান ইবন দৌলত খান লোদী। জাহাঙ্গীর তীকে বিশ্বাস করতেন এবং খুব 
ভালবাসতেন । খুবই ইল্ম দোস্ত ও উলামা-ই-কিরামের প্রতিপালনকারী ছিলেন । শাহজাহানের আমলে 
বিদ্রোহ করেন এবং ১০৪০ হিজরীতে তাঁকে হত্যা করা হয় (নুখহাতুল-খাওয়াতির)। 


২৫০ হযরত মুজাদ্দিদ আলফেছানী (র.) 


5১1১৬১৫৪005 5৭ lug FAAP 2৪৫ 
১4813 lglg এল ০৪১০৪ lie খল 

অন্য এক বিস্তারিত পত্রে তিনি লিখেছেন ঃ 

“সেই সম্পদ যেই সম্পদ দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা আপনাকে ধন্য 
করেছেন এবং লোকে তার মূল্য ও মর্যাদা সম্পর্কে অনবহিত (এবং আমার 
আশংকা হয় যে, সম্ভবত আপনি নিজেও সে বিষয়ে পুরোপুরি ওয়াকিফহাল নন) তা 
এই যে, সমকালীন বাদশাহ সাত পুরুষ ধরে মুসলমান এবং তিনি আহলে সুন্নত 
ওয়া'ল-জামা'আতের লোক, হানাফী মাযহাবের অনুসারী ৷ যদিও কয়েক বছর 
থেকে এই যুগে যে, কিয়ামত নিকটবর্তী এবং নবীযুগ থেকে দূরবর্তী হবার দরুন 
কিছু কিছু লোক যারা লেখাপড়া জানেন, লোভের বশবর্তী হয়ে যা ভেতরের গলদের 
পরিণতি বৈ নয়, শাসক ও রাজা-বাদশাহর নৈকট্য অর্জন করে তাদের তোষামোদ ও 
চাটুকারিতায় (ইসলামের মত) মজবুত দীনের ভেতর সন্দেহ ও সংশয় সৃস্টি করে 
দিয়েছে এবং সহজ সরল লোকগুলোকে পথ থেকে সরিয়ে দিয়েছে। জাহাঙ্গীরের 
মত প্রবল প্রতাপশালী সম্রাট যখন তীর কথা গভীর মনোযোগ ও আগ্রহ সহকারে 
শোনেন এবং তীকে মূল্য দেন তখন কেমন দুর্লভ সুযোগ যে, তিনি সরাসরি স্পষ্ট 
ভাষায় অথবা ইশারা-ইঙ্গিতে হক-কথা (ইসলামের কথা) যা আহলে সুন্নত 
ওয়াম্ল-জাঙ্গা'আতের আকীদা-বিশ্বাস মুতাবিক (আল্লাহ তার প্রয়াস কবুল করুন) 
সম্রাটের কাছে তুলে ধরবেন এবং যতটুকু অবকাশ হয় সত্য পথের পথিকদের 
কথা সামনে তুলে ধরতে থাকবেন বরং বরাবর এ বিষয়ে সতর্ক দৃষ্টি রাখবেন যাতে 
এমন কোন সুযোগ সৃষ্টি হয়ে না যায় যে, মাযহাব ও মিল্লাতের কথা মাঝখানে এসে 
যায় যাতে করে ইসলামের সত্যতা এবং কুঁফরের মিথ্যা ও বাতিল হবার বিষয়টির 
প্রকাশের সুযোগ মেলে ।”১ 

সাম্রাজ্যের ইসব অমাত্য ও সভাসদ ছাড়াও তিনি আরেকজন উচ্চ পদাধিকারী 
লালা বেগকেও এ ধরনের বিষয়বস্তু সম্বলিত একটি পত্র লেখেন যিনি সম্রাট 
আকবর-পুত্র সুলতান মুরাদের বখুশী ছিলেন এবং এক সময় বিহারের গভর্নরও 
ছিলেন। তিনি লিখছেন ৪ | 

“আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা আমাদের, বিশেষভাবে আপনাদের ইসলামী 
মর্যাদাবোধ বৃদ্ধি করে দিন। ইসলামের অসহায়ত্ব ও দারিদ্য-দশার একশ' বছর 
হচ্ছে। এতদূর পর্যন্ত তা পৌছে গেছে যে, মুসলিম দেশগুলোতে কাফিররা কেবল 
কুফরী ও অনৈসলামী বিধান জারী করাতেই সন্তুষ্ট হয় না। তারা চায় যে, ইসলামের 


১. মকতৃব নং ৮১, ১ম দফতর । 


সম্রাট -আকবর.থেকে সমাট জাহালীর পর্যন্ত ২৫১ 


হুকুম-আহকাম একেবারেই মিটে যাক এবং মুসলমান ও মুসলমানিত্রে কোন 
প্রভাব যেন অবশিষ্ট না থাকে । তারা ব্যাপারটাকে.এই সীমা পর্যন্ত পৌছে দিয়েছে 
যে, যদি কোন মুসলমান কোন ইসলামী শি'আর প্রেতীকী চিহ্ন) যেমন গরু 
যবেহ-এর প্রকাশ ঘটায় তাহলে তাকে এজন্য মৃত্যুদণ্ড পর্যন্ত প্রদান করা হয়” ।? 

সামনে অথসর হয়ে লিখেছেন ৪ 

“রাজত্বের প্রথম দিকেই যদি মুসলমানিত্বের প্রচলন ঘটে এবং মুসলমানরা 
কিছুটা সম্মান অর্জনে সক্ষম হয় তবে তো খুবই ভালো । আর যদি আল্লাহ না করুন, 
তার আশ্রয় ভিক্ষা চাই, এ ব্যাপারে কোনরূপ পদক্ষেপ খহণে গড়িমসি করা হয় 
তাহলে ব্যাপার মুসলমানদের জন্য খুবই কঠিন হয়ে দীড়াবে। আল্লাহ্‌র পানাহ চাই, 
তীর দরবারে আশ্রয় ভিক্ষা চাই। দেখা যাক, কোন্‌ সৌভাগ্যবান এই মহা সৌভাগ্য. 
লাভে ধন্য হন এবং কোন্‌ শ্যেন পক্ষী এই সম্পদ লাভ করে ।” “এ আল্লাহ্‌র এক 
মহা অনুধহ; তিনি যাকে ইচ্ছা তাকে দান করেন৷ আল্লাহই মহা অনুগহকারী ।”২ 

সম্রাট জাহাঙ্গীরের সাম্রাজ্যের আরেকজন আমীর ছিলেন সদরজাহী।৩ তীকে 
এক পত্রে লিখেন ৪ 

“আমার নিশ্চিত বিশ্বাস যে, মুকতাদায়ে ইসলাম মহান নেতৃবৃন্দ ও উলামায়ে 
কিরাম গোপনে ও প্রকাশ্যে আল্লাহ্‌র দীনের উন্নতি ও শক্তিশালী করতে এবং এই 
সিরাতে মুস্তাকীম (সহজ সরল ও সোজা রাস্তা)-এর পরিপূর্ণতা সাধনে ব্যাপৃত 
আছেন, মশগুল আছেন। এই সহায়-সম্বলহীন এ ব্যাপারে আর কিইবা করতে 
পারে!”8 


অতীত ভুলের পুনরাবৃত্তি করবেন না 

শেষে সেই মুবারক মুহূর্তও এসে গেল যখন সম্রাট জাহাঙ্গীর তীর ভুল বুঝতে 
পারলেন এবং তিনি (তীর হুকুমত ও এন্তেজামের সাধারণ মৌলনীতি মুতাবিক) 
চাইলেন যে, উলামায়ে কিরামের একটি জামা'আত ধর্মীয় ব্যাপারগুলোতে তীকে 
পরামর্শ দেবেন এবং ভুল-ভ্রান্তির হাত থেকে বাঁচাবার জন্য রাজদরবারে বর্তমান 


৯, মকতুব নং ৮১, ১ম দফতর । 

২. মকতুব নং ৮১, ১ম দফতর; 

ত, কউ সদর জাহ পায়হানী বেরা হর লা) অধিবামী ছিলেন। আরবী ভাষায় বিশেষ 

বৈশিষ্ট্যের দাবিদার ছিলেন। প্রথমে শাহী সেনাবাহিনীর মুফতী নিযুক্ত হন। অতঃপর সভাপতি পদে তিনি 

নির্বাচিত হুন। সম্রাট জাহাদীর ভার ছাত্র ছিলেন এবং তীর থেকে চল্লিশ হাদীছ মুখস্ত করেছিলেন। 
জাহাহীর তাকে চার হাজারী মনসব ও বিশাল জায়গীর দান করেছিলেন। ১২০ বছর জীবিত ছিলেন। 
এতদসত্বেও তার হুশ-জ্ঞান স্বাভাবিক ছিল। ১০২৭ হিজরীতে তিনি ওফাত পান (নুযহাতুল খাওয়াতির, 
হেম খণ্ড) । 

8. মকতৃব নং ১৯৪, ১ম দফতর | 


০ 
২৫২ হযরত মুজাদ্দিদ আলফেছানী (র.) 


থাকবেন। তিনি সাম্রাজ্যের দীনদার ও ধর্মভীরু অমাত্যদের নির্দেশ দিলেন, তাঁরা 
যেন চারজন 'দীনদার আলিম অনুসন্ধান করে দরবারে সবসময় উপস্থিত থাকতে 
তাদেরকে উৎসাহিত করেন খারা শরঈ মসলার সুস্পষ্ট ব্যাখ্যা-বিশ্লেষণ করবেন 
এবং তীদের থেকে দিক-নির্দেশনা গ্রহণ করা হবে। হযরত মুজাদ্দিদ ছাহেবকে 
আল্লাহ তা'আলা সত্যিকারের অন্তর্দৃষ্টি ও উন্নত ধর্মীয় দূরদৃষ্টি দান করেছিলেন এবং 
বিগত সাম্রাজ্যের বিপথ গমনের ইতিহাস ও এর কারণ সম্পর্কে গভীরভাবে 
জেনেছিলেন। তিনি এখবর শুনতেই খুশী হবার পরিবর্তে গভীর ভাবনায় ডুবে যান 
ও পেরেশান হয়ে পড়েন, হয়ে পড়েন বিচলিত। তিনি একটি চিঠি শায়খ ফরীদকে 
এবং আরেকটি পত্র নওয়াব সদর জীহাকে লিখেন । তিনি পত্রে বলেন ৪ 

| “আল্লাহ্র ওয়াস্তে এ ধরনের ভুল করবেন না। কয়েকজন জাহিরী আলিমের 

পরিবর্তে একজন মুখলিস ও নিঃস্বার্থপর আলিমে রব্বানী নির্বাচিত করুন।” 

“আল্লাহ্‌ তা'আলা আপনার সম্মানিত পূর্বপুরুষদের ওসীলায় আপনাকে দৃঢ়পদ 
রাখুন । শুনেছি যে, সম্রাট তার উত্তম স্বভাব ও শান্ত প্রকৃতির ওপর ভিত্তি করে যা 
তীর স্বভাব-চরিত্রে রোপিত হয়েছে, আপনাকে চারজন দীনদার উলামায়ে কিরামের 
খেদমত হাসিলের জন্য বলেছেন যারা শাহী দরবারে অবস্থান করবেন এবং শরঈ 
মসলা-মাপাইলের ব্যাপারে সম্রাটকে অবহিত করবেন যাতে করে সম্রাটের কোন 
নির্দেশ কিংবা কাজ শরীয়ত বিরোধী না হয়। আলহামদুলিল্লাহ ‘আলা সুবহানাহু 
তাআলা যালিকা ৷ মুসলমানদের জন্য এর চেয়ে ভাল ও সুখবর এবং মাতম 
খাদাদের জন্য এর চেয়ে আনন্দদায়ক বার্তা আর কী হতে পারে? কিন্তু এই অধম 
প্রয়োজনের তাকীদে ও বাধ্য হয়ে এ ব্যাপারে কিছু পেশ করতে চায়। আশা করি 
এজন্য আমাকে মা'যুর মনে করা হবে। যেহেতু যার গরজ বেশী তাকে “পাগল 
হিসেবে ক্ষমার্হ ভাবা যায়। 

“আরয এই যে, এ ধরনের দীনদার আলিম প্রথম তো এমনিতেই কম যারা 
পদ, পদমর্যাদা ও ক্ষমতার মোহ কাটিয়ে উঠতে পেরেছেন এবং শরীয়তের প্রচলন 
ও মিল্লাতের সমর্থন-সাহায্য ব্যতিরেকে যাদের আর কোন উদ্দেশ্য নেই! যদি পদ 
ও পদমর্যাদা গ্রীতির মোহে এ সব উলামা-ই-কিরামের কেউ একটা দিক অবলম্বন 
করেন এবং নিজের মর্যাদা ও শ্রেষ্ঠতু জাহির করেন, ইখতিলাফী 
মাসআলা-মাসাইলগুলো মাঝখানে (অহেতুকভাবে) টেনে আনেন এবং এসবকে 
অবলম্বন করে সম্রাটের নৈকট্য ও তীর সান্নিধ্যে বিশেষ বৈশিষ্ট্য ও মর্যাদা লাভ 
করতে চান তবে কোন সন্দেহ নেই যে, দীনের কাজ খারাপ হবে। পূর্বেকার যুগে 
উলামায়ে কিরামের মতভেদ ও মতানৈক্যই সমগ্র জগতকে মুসীবতের মাঝে 


সম্রাট আকবর থেকে সম্রাট জাহাঙ্গীর পর্যন্ত ২৫৩ 


নিক্ষেপ করেছিল এবং এখন আবার সেই একই বিপদ সামনে । শরীয়তের প্রচলন, 
দীন-ধর্মের রেওয়াজ দানের কথা আর কী বলব, এই কাজটি দীনকে ধ্বংস করার 
কারণ হবে। আল্লাহ্‌ সুবহানাহু ওয়া তাআলার দরবারে এ থেকে আশ্রয় চাই এবং 
উলামায়ে সূ"র ফেতনা থেকেও পানাহ চাই। তবে চারের পরিবর্তে যদি একজন 
আলিমকে এই উদ্দেশ্যে ও লক্ষ্যে নির্বাচিত করা হয় তাহলে উত্তম হবে। যদি সেই 
আলিম পরজগতের মধ্য থেকে কেউ হন তাহলে আর কী বলব! তীর সান্নিধ্য ও 
সাহচর্য পরশ পাথর তুল্য বিবেচিত হবে । আর যদি পর জগতের আলিমদের মধ্য 
থেকে কাউকে না পাওয়া যায় তবে এই শ্রেণীর উলামায়ে কিরামের মধ্য থেকে 
যেন সর্বোত্তম লোকটিকেই নির্বাচিত করা হয় । «< এ 3 414 4৫১১3 30০ 
“নাই মামার চেয়ে কানা মামাই ভাল৷” 

এরপর তিনি লিখেছেন £ 

“বুঝতে পারছি না কী লিখব, কী লেখা দরকার । যেমন সৃষ্টিকুলের মুক্তি ও 
নাজাত উলামায়ে কিরামের সঙ্গে সম্পর্কিত, সমগ্র জগতের ক্ষয়-ক্ষতিও তাদের 
সঙ্গেই জড়িত ও সম্পৃক্ত। উলামায়ে কিরামের মধ্যে যারা সর্বোত্তম তীরা সমগ্র 
সৃষ্টিকুলের মধ্যেও সর্বোত্তম এবং তাদের মধ্যে যারা নিকৃষ্টতম সৃষ্টিজগতের 
মধ্যেও তারাই নিকৃষ্টতম ৷ হেদায়েত ও গোমরাহীকে এই সম্প্রদায়ের সঙ্গেই জুড়ে 
দেওয়া হয়েছে। জনৈক বুযুর্গ অভিশপ্ত ইবলীসকে দেখতে পেল যে, সে নিকর্ম ও 
বেকার বসে আছে। তিনি তাকে জিজ্ঞেস করলে ইবলীস বলতে লাগল, এক্ষণে 
উলামায়ে কিরামই আমাদের কাজ করছেন, মানুষকে গোমরাহ ও পথভ্রষ্ট করার 
কাজ করছেন। 


“LS ৪০ 3০০০ AH KL 
এ LS gro A এ pS ৮৬৯ sl 


“মোটকথা, এ ব্যাপারে গভীর চিন্তা-ভাবনা ও বিশুদ্ধ চিন্তা-চেতনা নিয়েই 
পদক্ষেপ গ্রহণ করুন । যখন কোন ব্যাপার হাতছাড়া হয়ে যায় তখন আর কোন 
চিকিৎসাই কাজ দেয় না। আমার লজ্জা লাগে যে, এ ধরনের কথা দূরদর্শী ও 
বুদ্ধিমান (যেমন আপনি) লোকদের সামনেই বলা উচিত । কিন্তু একে নিজের জন্য 
সৌভাগ্যের মাধ্যম জেনে আপনাকে কষ্ট দিলাম।”১ 


১. মকতুব ৫৩, ১ম দফতর, সদর জাহার নামে পত্র ১৯৪, ১ম দূফতরেও এই বিষয়টি সংক্ষেপে লেখা 
হয়েছে। 


২৫৪ হযরত মুজাদ্দিদ আলফেছানী (র.) 


সাম্রাজ্যের ভক্ত-অনুরক্ত অমাত্যবর্গ এবং তাদের সাথে পত্র যোগাযোগ 
নামের পত্রে হযরত মুজাদ্দিদ আলফেছানী (র) ইসলামের দরিদ্রদশা, অসহায়ত্ব, 
ইসলামের বিধি-বিধান ও শি'আরসমূহের অসম্মান এবং মুসলমানদের অসহায় 
অবস্থার ওপর রক্তাশ্রু ঝরিয়েছেন এবং তাদেরকে আপন নৈকট্য ও আস্থা, মহান 
মনোযোগ আকর্ষণ করেছেন ও তাদের মৌরছী ও খান্দানী ইসলামী প্রেরণাকে উদ্কে 
দেবার দিকে চেষ্টার প্রতি মনোযোগ আকৃষ্ট করেছেন। কিছু বড় বড় আমীর-উমারা 
ও সাম্রাজ্যের অমাত্যের নামে তাঁর এক বিরাট সংখ্যক পত্র রয়েছে যেগুলো সংস্কার 
ও প্রশিক্ষণমূলক এবং যেসব পত্রে সুলুক ও তাসাওউফের কতক সুক্ষাতিসূষ্ষম রহস্য 
ও ইশারা-ইঙ্গিতের সমাধান করা হয়েছে। ছুনিয়াদারীর প্রতি উদাসীনতা ও নিম্পৃহতা 
এবং পারলৌকিক নে'মতরাজি ও অভ্যন্তরীণ উন্নতি হাসিলের প্রতি মনোযোগ 
আকর্ষণ করেছেন। এসব পত্র আমীরুল-উমারা আবদুর রহীম খানে খানী (মৃ. 
১০৩৬ হি.), কিলীজ খান আনদিজানী আকবরী (মূ. ১০২৩ হি.), খাজা জাহী (মৃ. 
১০২৯ হি.), মির্যা দারাব ইবৃন খানে খানী জাহাঙ্গীরি (মৃ. ১০৩৪ হি.) এবং 
শরফুদ্দীন হুসায়ন বাদাখশীর নামে লেখা হয়েছিল যেগুলো থেকে পরিমাপ করা যায় 
যে, এ সব মহান আমীর-উমারার হযরত আলফেছানীর সঙ্গে কত গতীর ভক্তি-শ্রদ্ধা 
ও ভালবাসা ছিল। এসব চিঠিপত্র ঠিক তেমনি যেমন একজন শায়খ তীর 
প্রশিক্ষণাধীন মুরীদবর্গকে লিখে থাকেন, তাদের পদস্থলন ও ভুল-ভ্রান্তির ব্যাপারে 
সতর্ক ও হুশিয়ার করেন, তাদেরকে ওয়াজ-নসীহত তথা সদুপদেশও প্রদান করে 
থাকেন এবং তাদের দীনি তরক্কী (ধর্মীয় উন্নতি) ও আধ্যাত্মিক যোগ্যতা, সামর্থ্য ও 
পারস্পরিক সম্বন্ধের ওপর আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন। এর থেকে পরিমাপ 
কর যেতে পারে যে, এই শক্তিশালী সম্পর্ক ও গভীর ভক্তি-শ্রদ্ধার পর এসব বড় 
বড় আমীর-উমারা হযরত মুজাদ্দিদ আলফেছানীর সাম রাজ্যের সংস্কারের ইচ্ছা ও 
অভিপ্রায় মুতাবিক সম্রাটের সামনে হক-কথা বলা এবং ইসলামের কল্যাণ কামনা ও 
সহানুভূতি প্রদর্শনের ক্ষেত্রে আদৌ ক্রটি করেন নি এবং তারা একাজে আপন 
মখদুম শায়খ-এর আশা-আকাজ্ফা পূরণ ও সাম্রাজ্যের অপরাপর আমীর-উমারার 
সঙ্গে যাদেরকে তিনি এই মহান লক্ষ্যের নিমিত্ত পত্র লিখেছিলেন) সহযোগিতা 
করতে কুগ্ঠিত হন নি। 
সংস্কার চেষ্টায় হযরত সুজাদ্দিদ-এর ব্যক্তিগত প্রভাব ও অবদান 

এখন পর্যন্ত যা কিছু বিস্তারিত বলা হল এর সম্পর্ক হযরত মুজাদ্দিদ 
আলফেছানীর সঙ্গে সরাসরি চেষ্টা-তদবীরের ছিল । অর্থাৎ তিনি বড় বড় আমীর ও 


সম্রাট আকবর থেকে সম্রাট জাহাঙ্গীর পর্যন্ত - ২৫৫ 


সাম্রাজ্যের অমাত্যদেরকে ইসলাম ধর্মের সাহায্য-সমর্থন, সম্াটকে ইসলামের 
সম্মান ও শরীয়তের প্রতি শ্রদ্ধা প্রদর্শন এবং অবস্থার সংস্কার-সংশোধনের ব্যাপারে 
লিখিত পত্র মারফত যেসব পত্রে ইসলামী মর্যাদাবোধের আলোক-রশ্মির ঝলক 
দৃষ্টিগোচর হয়, কিভাবে একের পর এক পত্র লিখেছেন এবং এসব পত্রের সাহায্যে 
এই লক্ষ্য ও উদ্দেশ্য পূরণের পূর্ণতা সাধনে কিভাবে কাজ নিয়েছেন। এই চেষ্টা ও 
সাধনা যে ব্যর্থ হয় নি তা নিশ্চিতভাবেই বলা যায়। আর এসব পত্র যাদেরকে লেখা 
হয়েছিল, বিশেষ করে নওয়াব সাইয়েদ ফরীদ হুকুমতের গতিধারা পরিবর্তনের 
ক্ষেত্রে মৌলিক ও কেন্দ্রীয় ভূমিকা পালন করেছিলেন। 

কিন্তু তখন পর্যন্ত সাম্রাজ্যের যিনি মূল শাসক জাহাঙ্গীরের স্বভাব ও প্রকৃতির 
মধ্যে সেই পরিবর্তন সৃষ্টি হয় নি যা এই বিরাট ও কঠিন কাজটি করবার জন্য 
দরকার ছিল। ব্যক্তি ও উত্তরাধিকার সুত্রে লব্ধ সাম্বাজ্যগুলোতে রাজা-বাদশাহ ও 
সম্রাটদের ব্যক্তিসত্তা সেই কেন্দ্রীয় বিন্দু হয় যার চারপাশে হুকুমতের গোটা 
ব্যবস্থাপনা আবর্তিত ও বিবর্তিত হতে থাকে! কোন বিষয়ে তীর ইচ্ছা করা, তীর 
মস্তিষ্কের কোন ব্যাপারে কবুল করে নেয়া, আল্লাহর কোন মুখলিস ও নিঃস্বার্থপর 
বান্দার সঙ্গে তীর হৃদয়ে ভক্তি ও ভালবাসা সৃষ্টি হওয়া এবং তীর নিঃ্ার্থপরতা ও 
নিষ্ঠার ওপর আস্থা ও বিশ্বাস স্থাপন হাজার মাইলের দূরতৃকে ঘণ্টা ও মিনিটের মধ্যে 
অতিক্রম করিয়ে দেয় এবং কোন কোন সময় বাহ্য দৃষ্টিতে অসম্ভব ব্যাপারকেও 
কেবল সম্ভবই নয় বরং বাস্তবতায় পরিণত করে। তখন পর্যন্ত সম্রাট জাহাঙ্গীর 
হযরত মুজাদ্দিদ আলফেছানীর রূহানী তথা আধ্যাত্মিক ও জ্ঞানগত মর্যাদা সম্পর্কে 
অবহিত ছিলেন না । তিনি সেই সব বুযুর্গ শায়খ ও জ্ঞানী-পণ্ডিতদের দলের কেউ 
ছিলেন না যারা শাহী দরবারে যাতায়াত করতেন। এখন আর কোন্‌ সুরত ছিল যে, 
সম্রাট জাহাঙ্গীরের সরাসরি মুখোমুখি তীর সাক্ষাত ঘটবে এবং সম্রাট তীর উঁচু 
মকাম তথা অবস্থানগত মর্যাদা সম্পর্কে অবহিত হবেন (আপন যোগ্যতা ও সামর্থ 
মুতাবিক)। আল্লাহ্‌র অপার হিকমত এরও এক অত্যাশ্চর্য ও বিরল এন্তেজাম করে 
দিলেন যা (৩1১ ৬৯৩ [559 1৬৯০৫ 01 ৪০০ (সম্ভবত তোমরা কোন 
জিনিস অপছন্দ কর আর তা তোমাদের অনুকূলে ভাল হয়)-এর সর্বোত্তম তফসীর 
ও ব্যাখ্যা । 
জাহাঙ্গীরের প্রভাব স্বীকারকরণ 

তৃতীয় অধ্যায়ে পাঠক গোয়ালিয়র দুর্গে বন্দী এবং শাহী সেনাবাহিনীতে 
নজরবন্দী হিসেবে মুজাদ্দিদ সাহেবের অবস্থানের কথা পড়েছেন। শাহী 
সেনাবাহিনীতে তিনি সাড়ে তিন বছর ছিলেন।১ এ সময় তিনি সম্রাটের সাহচর্য 


১. ১০২৯ হিজরীর জুমাদা'ছ-ছানীতে তিনি গোয়লিয়র দুর্গ থেকে মুক্তি পাল এবং শী “দনাধাহিনী থেকে 
বিদায় হন ১০৩২ হিজরীর ধিলহজ্জ মাসে সে হিসাবে সর্বমোট সাড়ে তিন বছরই হয়। 


২৫৬ হযরত মুজাদ্দিদ আলফেছানী (র.) 


অবস্থান করেন। ধর্মীয় বিষয়াদি নিয়ে আলাপ-আলোচনাও হত । সম্রাট হযরত 
মুজাদ্দিদ আলফেছানীর ধর্মীয় দৃঢ়তা ও মজবুতীর নমুনা সম্মানসূচক সিজদা ও শাহী 
আত্ম-সম্মান রক্ষা করে থাকা ও ক্ষমা না চাওয়ার ভেতর দিয়ে দেখেছিলেন। হযরত 
মুজাদ্দিদ-এর রূহানী ফয়েয ও বরকত এবং তীর সান্নিধ্যের প্রভাব শত শত 
অমুসলিমের ইসলাম কবুলের রূপে দেখেন। অতঃপর শাহী সেনাবাহিনীর দীর্ঘ 
সাহচর্ধে তীর যুহদ তথা জগত সংসারের প্রতি নির্লিপ্ততা ও উদাসীনতা এবং তাঁর 
ইবাদত-বন্দেগী ও দৈনন্দিন আমলগুলোর নিয়মিত আদায়ও তিনি দেখেন। মজলিসী 
আলাপ-আলোচনায় জ্ঞানের বিভিন্ন শাখায় তীর গভীর পাণ্ডিত্যের অভিজ্ঞতাও লাভ 
করেন এবং নিশ্চিতই সুস্থ জ্ঞান-বুদ্ধি ও স্বভাবের অধিকারী তীক্ষ মেধাসম্পন্ন ও 
দুনিয়াদার লোকদের এক বিপুল সংখ্যকের অবস্থা তার পিতার যুগ থেকে তখন 
পর্যন্ত দেখার ও পর্যালোচনা করার সুযোগ পেয়েছিলেন । এর ফলে তীর মধ্যে 
মানুষ চেনার সেই যোগ্যতা সৃষ্টি হয়ে গিয়েছিল যা সেই সব লোকের হাসিল হয় না 
যারা আসল-নকল, খাটি ও ভেজাল পরীক্ষা করার এত দীর্ঘ সুযোগ পান না। 
মুজাদ্দিদ সাহেব সম্পর্কে তিনি নিশ্চয়ই বুঝতে পেরেছিলেন যে, তিনি সে সব 
লোক থেকে অনেক আলাদা যারা এখন পর্যন্ত দরবারের সৌন্দর্য ও খানকাহনশীন 
হিসাবে অবস্থান করছেন। 

নিচে আমরা আমরা জাহাঙ্গীরের নিজের লেখা থেকে যা তিনি বিস্তারিতভাবে 
লিখেছেন এবং কতকটা কৃতজ্ঞতা ও গর্ব প্রকাশ করেই লিখেছেন, কিছুটা অংশ 
উদ্ধৃত করছি যা থেকে হযরত মুজাদ্দিদ আলফেছানীর সাহচর্য ও আবেগদীপ্ত 
প্রেরণার প্রভাব পরিষ্কার দৃষ্টিগোচর হয়। জাহাঙ্গীরের সেই পদক্ষেপের গুরুত্ব আরও 
বৃদ্ধি পায় যদি এই ঘটনা সামনে রাখা হয় যে, এই দুর্গ একজন অভিজ্ঞ মুসলিম 
সেনাপতির পরিবর্তে রাজা বিক্রমজিতের হাতে বিজিত হয়েছিল৷ 

জাহাঙ্গীর লিখছেন ঃ | 

“আলোচ্য মাসের ২৪ তারিখে ১লা রবিউল আওয়াল, ১০৩১ হিজরীতে আমি 
কাংড়া দুর্গ পরিদর্শনের উদ্দেশ্যে বের হলাম । আমি নির্দেশ দিলাম যে, কাযী ও 
প্রধান বিচারপতি মৌর-ই ‘আদল) এবং অন্যান্য উলামায়ে কেরাম আমার সাথে 
খাবেন। যা ইসলামী শি'আর ও দীনে মুহাম্মদীর শর্তাবলী যুক্ত, তারা সেগুলো 
আলোচ্য দুর্গে পালন করবেন। সংক্ষিপ্তভাবে এক ক্রোশ দূরত্ব অতিক্রম করে 
দুর্গের উচ্চতায় গিয়ে পৌছুলাম। তৌকীকে ইলাহীতে আমার উপস্থিতিতে আযান 
দেওয়ালাম। খুতবা পাঠ করা হল। আমার সামনেই গরু যবেহ করলাম যা এই দুর্গ 


সম্রাট আকবর থেকে অস্রাট জাহাঙ্গীর পর্যন্ত ২৫৭ 


নির্মাণের পর থেকে আজ পর্যন্ত কখনো করা হয়নি। আল্লাহ্‌র পক্ষ থেকে এই 
পুরস্কার প্রাপ্তির প্রেক্ষিতে যা কোন সম্রাটের কখনো এই সৌভাগ্য জোটে নি, 
সুউচ্চ একটি মসজিদ নির্মাণের জন্য ৷” 

এই রূপ সরাসরি ওপরোক্ত প্রচেষ্টায় প্রথমত সাম্রাজ্যের গতিমুখ ইসলামের 
প্রতি উদাসীনতা বরং অজ্ঞতা (এর চেয়েও সামনে অগ্রসর হয়ে বলা যায় 
বিরোধিতা) থেকে সরে এসে ইসলামের প্রতি সম্মান ও শ্রদ্ধা, ইসলামী শি“আর 
(প্রতীক চিহ্ন)-এর সমুন্নত এবং মুসলিম সম্রাটের ইসলামের প্রতি আকর্ষণের 
দিকে পাল্টে গেল যার ধারাবাহিকতা জাহাঙ্গীরের শাসনামলের শেষ যুগ থেকে শুরু 
হয়ে সম্রাট শাহজাহানের শাসনামলে গিয়ে স্থিতি লাভ করে। 
সম্রাট শাহজাহানের শাসনামল 

সাহিবে কিরানে ছানী শাহজাহান বাদশাহ গাষী (হি. ১০০০-৭৫)-র শাসনামল 
১০৩৬ হি. থেকে শুরু হয়ে বিরাট শান-শওকতের সঙ্গে ৩১ বছর স্থায়ী হয়। তিনি 
হযরত মুজাদ্দিদ আলফেছানীর ইনতিকালের ২ বছর পর সিংহাসনে আরোহণ 
করেন। এ সময়টি ছিল এক অননৃভূত ক্রমিক সংস্কার ও তুলনামূলক ভাল যুগ। 
সম্রাট শাহজাহান সম্পর্কে নির্ভরযোগ্য কোন এতিহাসিক প্রমাণ পাওয়া যায় না যে, 
তিনি হযরত মুজাদ্দিদ কিংবা তৎপুত্র খাজা মুহাম্মদ মা“সুম-এর কাছে যথা নিয়মে -. 
বায়'আত হয়েছিলেন কিংবা পীর-মুরীদ সম্পর্কে রাখতেন কিনা। কিন্তু এতে 
কোনই সন্দেহ নেই যে, সম্রাটের হৃদয়ে সব সময় হযরত মুজাদ্দিদ (র)-এর প্রতি 
সহানুভূতি, শ্রদ্ধাবোধ ও একান্তিক নিষ্ঠা ছিল। অনন্তর হ্যরত মুজাদ্দিদ (র) যখন 
সম্রাটের তলব পেয়ে দরবারে আগমনে আগ্রহী হন এবং তিনি জানতেন যে, হযরত 
মুজাদ্দিদ সিজদায়ে তা'জীমি ও দরবারী আদব কবুল করবেন না তখন শাহজাহান 
তদীয় মোসাহেব আফযাল খান ও মুফতী আবদুর রহমানকে কিছু ফিকহ সংক্রান্ত 
বই-পুস্তক তাঁর খেদমতে এই বলে পাঠান যে, ‘সম্নাটদের জন্য সিজদায়ে তা'জীমি 
জায়েয এবং ফকীহগণ বিশেষ বিশেষ অবস্থায় এর অনুমতি দিয়েছেন। আপনি যদি 
সাক্ষাতের সময় সম্রাটের জন্য এসব সম্মান ও আদব প্রদর্শন করেন তাহলে আপনার 
কোন ক্ষতি হবে না এই মর্মে আমি খিশ্মাদারী গ্রহণ করছি।” হযরত মুজাদ্দিদ 
(র) এ প্রস্তাব খহণ করেন নি। তিনি বলেন যে, এটা রুখসত আর আধীমতের দাবি 
হুল কোন অবস্থাতেই গায়রুল্লাহকে সিজদা না করা ।৯ 

সম্রাট শাহজাহান সম্পর্কে রতিহাসিকগণ একমত যে, তিনি একজন নেক দিল 
(সৎ অন্তকরণ বিশিষ্ট) বাদশাহ,শরীয়তের প্রতি সম্মান ও শ্রদ্ধা পোষণকারী, 


১, বিস্তারিত জানতে দ্র. গ্রন্থের ৩য় অধ্যায়। 
-১৭ 


২৫৮ হযরত মুজাদ্দিদ আলফেছানী (র.) 


বিশালাকৃতির মসজিদ নির্মাণে বিশেষ আগ্রহী এবং ব্যক্তিগতভাবে শরীয়তের পাবন্দ 
ছিলেন৷ আলিম-উলামা ও নেককার বুযুর্গদের নিজের কাছে রাখতেন এবং তাঁদের 
ওপর আস্থাশীল ছিলেন । তীর প্রধানমন্ত্রী জুমলাতুল মালিক সা'দুল্লাহ খান আল্লামী 
(মৃ. ১০৬৬ হি.) সে যুগের একজন বিশিষ্ট আলিম ও শিক্ষক ছিলেন।১ এই 
ব্যক্তিগত দীনদারী ও আল্লাহ-ভীতির সাথে সাথে (যা বিশাল ও বিস্তৃত সাম্রাজ্যের 
অধিকারী একজন স্বাধীন সম্রাটের জীবনে দুর্লভ প্রান্তিই বলতে হবে) সম্রাট 
শাহজাহান পূর্ব আমল থেকে চলে আপা বেশ কিছু শরীয়ত বিরোধী প্রথা-পদ্ধতি ও 
আদব বন্ধ করে দেন। শামসুল উলামা' মৌলভী যাকাউল্লাহ ফার্সী সাহিত্যের 
সমসাময়িক ইতিহাস ‘বাদশাহ নামা’ প্রভৃতির বর্ণিত বিবরণের ভিত্তিতে লিখেছেন ৪ 

“সম্রাট শাহজাহান সিংহাসনে আসীন হতেই মিল্লাতে মোস্তফা ও শরীয়তে 
মুহাম্মদীর সেই সব রসম-রেওয়াজ, যেগুলোর মধ্যে কিছুটা বিচ্যুতি দেখা দিয়েছিল 
যে, এর প্রতি এতটা সন্মান প্রদর্শন করেন যে, প্রথমেই তিনি নির্দেশ জারী করেন, 
সিজদা একমাত্র মা'বুদে হাকীকী আল্লাহ তা'আলারই প্রাপ্য । এখন থেকে ভবিষ্যতে 
আর কখনো কেউ কাউকে মাটিতে কপাল ঠেকিয়ে সম্মান প্রদর্শন করবে না। 
মহাবত খানের কথায় তিনি আভুমি নত হয়ে কুর্নিশ করার প্রথা চালু করেন। কিন্তু 
এটাও সিজদাসদৃশ বিধায় তা বন্ধ করে সালামের প্রচলন করেন ।”২ 
স্যার রিচার্ড বার্টন লিখেছেন ৪ (Sir Richard Barton) 
চাইতেন । কিন্তু অপরাপর ধর্মের অনুসারীরা আপত্তি উত্থাপন করুক তাও তিনি 
চাইতেন না । তিনি খুব সত্বর সম্রাটকে সিজদা করার প্রথা দরবার থেকে তুলে 
দেন। সম্বাট আকবর কর্তৃক প্রবর্তিত ইলাহী সন যা সরকারী কাগজ-পত্রে ও মুদ্রায় 
লিখিত হত, সম্রাট শাহজাহানের সিংহাসনে অধিষ্ঠিত হবার কয়েক বছর পর বন্ধ 
হয়ে যায়। ১৬৩৪ খ্রিষ্টাব্দে হিন্দু-মুসলমানের ভেতর বিবাহ, যা পাঞ্জাব ও কাশ্মীরে 
ব্যাপক প্রচলন ছিল, নিষিদ্ধ ঘোষিত হয় ।”৩ 

মৌলভী যাকাউল্লাহ সাহেব লিখছেন ৪ 

“শরীয়তের হুকুম-আহকাম ও বিধি-বিধানসমূহ এবং ইসলামী ইবাদতের 
তা'লীম প্রদানের উদ্দেশ্যে তিনি সরকারীভাবে কাষী ও শিক্ষক নিয়োগ করেন। 
শায়খ মাহমুদ গুজরাটিকে যেসব মুসলিম মহিলার হিন্দুদের সাথে বিয়ে হয়েছিল 
উপযুক্ত তদন্ত সাপেক্ষে সেসব মহিলাদের হিন্দুদের হাত থেকে উদ্ধার করার ভার 
অর্পণ করেন। হিন্দুদের দ্বারা দখলীকৃত দালান-কোঠা ও মসজিদকে আলাদা করার 
১. দ্র নুষহাতুল খাওয়াতির, ৫ম খণ্ড । 


২. তারীখে হিন্দুস্তান, ৭ম খণ্ড, ৫৫-৫৬, সংক্ষেপিত। 
৩. Cambridge History of India. vol. Iv. p. 2121 


'সমাট আকবর থেকে সম্রাট জাহাঙ্গীর পর্যন্ত ২৫৯ 


ভারও তাকে প্রদান করা হয়। তিনি এ আদেশ পালন করেন। হিন্দুদের হাত থেকে 
অনেক মসজিদ তিনি মুক্ত করেন এবং দখলদারদের থেকে জরিমানা আদায় করে 
সেসব মসজিদ পুননির্মাণ করেন। যেসব হিন্দু কুরআন শরীফের সঙ্গে বেআদবী 
করেছিল প্রমাণ সাপেক্ষে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেন৷ এরপর সম্রাট নির্দেশ 
দেন যে, সমগ্র পাঞ্জাব প্রদেশে যেসব জায়গায় এ ধরনের ব্যাপার সংঘটিত হয়েছে 
সেগুলোর শরঈ বিধান মাফিক তদন্ত করা হোক 1৮১. 

কিন্তু শরীয়তের প্রতি এই সম্মান ও শ্রদ্ধা এবং দীনের ব্যাপারে মর্যাদাবোধের 
সাথে সাথে এতেও কোন সন্দেহ নেই যে, সম্রাট শাহজাহান তীর শরীয়তের 
পাবন্দ, আলেম ও সুযোগ্য পুত্র আওরঙ্গযেবের মুকাবিলায় উদার ও যুক্ত বুদ্ধির 
অধিকারী জ্যেষ্ঠ পুত্র দারা শুকোহকেই অগ্াধিকার প্রদান করতেন এবং তাকেই 
সিংহাসনের উত্তরাধিকারী ও নিজের স্থলাভিষিক্ত বানাতে চাইতেন । আর এটাই 
রাজতন্ত্র ও উত্তরাধিকার সুত্র প্রাপ্ত সাম্রাজ্য এবং ধর্ম ও রাজনীতির পৃথকীকরণ 
নীতির অনুসারী সাম্রাজ্যের শাসকদের সেই বৈশিষ্ট্য যেখানে তাদের ব্যক্তিগত 
দীনদারী রাষ্ট্রীয় ব্যাপারাদির ওপর প্রভাবশীল এবং কোন ভুল ও ক্ষতিকর স্থলাভিষিক্ত 
নির্বাচনে প্রতিবন্ধক হয় না। 
শাহযাদা দারা শুকোহ 

সম্রাট আলমগীরের আমলে যে সব ইতিহাস লিখিত হয়েছে কেবল সে সবের 
ওপর নির্ভর করে আমরা দারা শুকোহ সম্পর্কে কোন সিদ্ধান্ত দিতে পারি না। এর 
ওপর নির্ভর করে তাঁকে চূড়ান্তভাবে বেদীন ও বদ-আকীদা পোষণকারীও বলতে 
পারি না এবং এও বলতে পারি না যে, সিংহাঁসনকে কেন্দ্র করে ভাইদের এই যুদ্ধ 
একান্তভাবেই দু'টো দর্শন, দু'টো চিন্তাধারা এবং ধর্ম ও ধর্মহীনতার যুদ্ধ ছিল। কিন্তু 
অমুসলিম ও নিরপেক্ষ এতিহাসিকদের লিখিত বিবরণাদি থেকে এতটুকু জানা যায় 
যে, তিনি তার পিতামহ সম্রাট আকবরের চিন্তা-চেতনীর কাছাকাছি সব ধর্ম মিলিয়ে 
এক ধর্ম করার দৃষ্টিভঙ্গি দ্বারা প্রভাবিত এবং শরীয়ত ও বেদান্তবাদী দর্শনের মধ্যে 
যোগ্যসূত্র রয়েছে তা প্রমাণ করতে সচেষ্ট ছিলেন। ফরাসী পর্যটক ডা. বার্নেয়ার 
বলেন যে, “ইউযী সাহেব পাদ্রী ফ্লেমিশের ধর্মীয় বন্তৃতা্ডলো খুব আগ্রহের সঙ্গে 
শুনতেন। তিনি হিন্দু ও মুসলমানকে একই ' ধর্মের পতাকাতলে আনতে 
চাইতেন 1” দাইরায়ে মা'আরিফ-এ ইসলামিয়ার নিবন্ধকারের ভাষ্য মতে, - 

“তিনি তাসাওউফের প্রতি বিশেষভাবে আকৃষ্ট ছিলেন এবং হিন্দু দর্শন দ্বারা 
প্রভাবিত ছিলেন । তিনি মুসলিম সূফী ও হিন্দু সন্ন্যাসীদের সঙ্গে গভীর সম্পর্ক 
কায়েম করে নিয়েছিলেন। এদের মধ্যে (মুসলিম সূফী ও আলিম-উলামার সঙ্গে) 


১. তারীখে হিন্দুস্তান, ৭ম খণ্ড, ১৭৫-৭৬ পৃ. সংক্ষেপিত। 


২৬০ হযরত মুজাদ্দিদ, আলফেছানী €র.) 


ওয়াহদাতুল ওজুদ মতবাদী মুক্ত বুদ্ধির অধিকারী সারমাদ, বাবা'লাল দাস বৈরাদী ও 
কবীরের অনুসারীও ছিলেন” 

দারার শেষ দিককার কিছু কিছু রচনা থেকে পরিষ্কার বোঝা যায় যে, তিনি 
ওয়াহদাতুল ওজুদ মতবাদে বিশ্বাসী ছিলেন । তিনি হিন্দু দর্শন ও প্রতিমা তত্র দ্বারা 
প্রভাবিত ছিলেন যদ্দরুন তিনি এমন কতকগুলো ধর্মপ্রোহিতামূলক ধ্যান-ধারণার 
দিকে ঝুকে পড়েছিলেন যেগুলোর সুস্পষ্ট উদাহরণ হিন্দু দর্শনে পাওয়া যায়, 
ইসলামে যেসবের কোন অবকাশ নেই। দারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন 
যে, বেদান্ত দর্শন ও তাসাওউফ যেসবের মাধ্যমে সত্য উপলব্ধি করা দরকার । এ 
দু'টো পরস্পর বিরোধী নয়, পার্থক্য যা তা কেবল শব্দের। উপনিষদের অনুবাদে 
যাকে তিনি এক্যের উৎস হিসেবে বর্ণনা করতেন, দারা দুই বৃহৎ ধর্মের, ইসলাম 
ধর্ম ও হিন্দু মতবাদের অনুসারীদের সম্মিলিত দৃষ্টিভঙ্গিকে পরস্পরের কাছাকাছি নিয়ে 
আসার চেষ্টা চালান। অধিকন্তু তিনি এও চেয়েছিলেন যে, হিন্দুদের আকীদা-বিশ্বাসের 
সঙ্গে মুসলমানদের পরিচিত করাবেন।” 

দারার এসব চিন্তা-চেতনা ও ধ্যান-ধারণা, প্রবণতা ও আবেগ-অনুভূতির ভিত্তি 
যা সে সময়কার ভারতীয় মুসলিম সমাজের অগোচরে ছিল না এবং যে সম্পর্কে 
সজাগ মন্তিফের অধিকারী শাহযাদা আওরঙযেৰ পরিপূর্ণ ফায়দা উঠিয়েছিলেন। এতে 
আশ্চর্যের কিছু নেই যে, ভারতবর্ষের ধর্মীয় মহল, দীনদার উলামায়ে কিরাম এব, 
শরীয়তের অনুসারী তরীকতপহী ুযুর্গানে দীন ও ওঁদের অনুসরীবন্ক খরা সাট 
আকবরের শাসনামলে ইসলামের অসহায়ত্ব ও দুর্দশাগ্রস্থ অবস্থার দৃশ্য দেখেছিলেন 
কিংবা তাদের পিতা-পিতামহদের কাছ থেকে শুনেছিলেন, এই ভ্রাতৃ যুদ্ধে দারা 
শুকোহ্‌র মুকাবিলায় ইসলামের সমর্থক, দীন: ও শরীয়তের পাবন্দ শাহ্যাদা 
আওরঙ্গযেবের-এর সাহায্য-সমর্থনে এগিয়ে আসতে উদ্ধুদ্ধ করেছিল এবং দোআ ও 
উৎ্সাহ-অনুপ্রেরণা দিয়ে তাকে সাহায্য করেছিল।৯ 

এই ছন্দু-সংঘর্ষের রেজাল্ট কী দীড়িয়েছিল তা সবার জানা আর তা এই যে, 
আওরনগযেব দারা শুকোহ্র মুকাবিলায় জয়লাভ করেন এবং ১০৬৮ হিজরীতে দিল্লীর 
সিংহাসনে অধিষ্ঠিত হন ও অর্থ শতাব্দীকাল দোর্দগ প্রতাপে সাম্রাজ্য পরিচালনা 
করেন। 


মুহুয়িউদ্দীন আওরঙ্গযেব আলমগীর ও ধর্মীয় মর্যাদাবোধ 


আওরঙ্গযেব আলমগীর (হযরত সুজাদ্দিদ আলফেছানীর খান্দানের সঙ্গে ধার 
- শ্রদ্ধাবিজড়িত সম্পর্ক এবং প্রথম থেকে দাওয়াত ও রূহানী সম্পর্কে যিনি সম্পর্কিত 
ছিলেন) হযরত খাজা মুহাম্মদ মাসুম-এর সঙ্গে বায়'আত ও পীর-মুরীদী সম্পর্ক 


১. মকতুবাতে পায়ফিয়া, পত্র নং ৮৩, বনাম সুফী সা‘দুল্লাহ আফগানী। 


সম্রাট আকবর.থেকে সম্রাট জাহাঙ্গীর পর্যন্ত ২৬১ 


কায়েম করেছিলেন। ১ বিভিন্ন সাক্ষ্য-প্রমাণে এ কথা প্রমাণিত যে, হযরত খাজা 
মুহাম্মদ মা‘সুমের সঙ্গে সম্রাটের সম্পর্ক কেবল গায়েবানা ও সাধারণ ভক্তি-বিজড়িত 
ছিল না বরং তিনি (সম্রাট) হযরত খাজার সঙ্গে যথারীতি ইসলাহী ও তরবিয়তী 
সম্পর্কও কায়েম করেছিলেন। আওরঙগষেব যখন শাহযাদা তখন থেকেই তীর ওপর 
হযরত খাজা মুহাম্মদ মাঁসূম-এর বিশেষ দৃষ্টি ছিল এবং তিনি তীকে “শাহযাদা দীনে 
পানাহ’ (যা একটি সুস্পষ্ট ভবিষ্যদ্বাণী ও সৌভাগ্যের ইঞ্জিতবাহী বাক্য ছিল) অভিধায় 
স্মরণ করতেন। হযরত খাজা সায়ফুদ্দীন তার শ্রদ্ধেয় পিতা হযরত খাজা মুহাম্মদ 
মা'সুমকে এক পত্রে লিখছেন £ 

“বাদশাহ দীনে পানাহ্‌র হযরতের সঙ্গে ইখলাস তথা নিষ্ঠাপূর্ণ আন্তরিক সম্পর্ক 
অন্য ধরনের । তিনি এখন লাতাইফে সিত্তা (ছয় লতীফার বিক্র) ও সুলতানুল 
আযকার (ইসমে যাত তথা আল্লাহ, আল্লাহ যিক্র) অতিক্রম করে এখন নফী ও 
ইছবাত (লা-ইলাহা ইল্লাল্লাহু যিক্র)-এর যিক্র-এর মনযিলে আছেন। তীর বর্ণনা 
. এ রকম যে, কোন কোন সময় তীর (সম্রাটের) দিলে আদৌ ওয়াসওয়াসা আসে না 
এবং কখনো আসলেও তা স্থায়ী হয় না। তিনি এর হাত থেকে নিরাপদ। তিনি 
বলেন, এর আগে আমি ওয়াসওয়াসা ও বিপদ-আপদের ঝড়ো হাওয়ায় পেরেশান 
হয়ে যেতাম । তিনি এক্ষণে এই নে'মতের জন্য শুকরিয়া আদায় করেন।”১ 

খাজা সায়ফুদ্দীনের এই পত্রের জওযাব দিতে গিয়ে হযরত খাজা মুহাম্মদ 
মাসুম যেই পত্র লিখেছেন তাতে তিনি আল্লাহ্‌র দরবারে শুকরিয়া জ্ঞাপন করেছেন 
যিনি সম্রাটকে রূহানী মর্তবা দান করেছেন। এই পত্র থেকে এও ফুটে ওঠে যে, 
সম্রাটের “কানায়ে কল্বী'র মকাম হাসিল হয়েছিল যা সুলুক তথা আধ্যাত্মিক সাধনা 
পথের একটি বড় মকাম ।* 

আবুল ফাতাহ “আদাবে আলমগীরি” নামক গ্রন্থে বলেন, “আওরঙ্গমেবের 
সিংহাসনে আরোহণের পর পরই খাজা মুহাম্মদ মা'সুম ও তীর বুযুর্গ ভ্রাতা খাজা 
মুহাম্মদ সাঈদ শাহী দরবারে আগমন করেন। এসময় আওরঙ্গযেব তাঁদেরকে 
তিনশ’ স্বর্ণমুদ্রা নযরানা হিসেবে প্রদান করেন |” 

অধ্যাপক মুহাম্মদ আসলাম “আওরঙগযেব কী তখতনশীনি মে উলামা ও 
মাশায়েখ কা কারদার” (আওরঙ্গযেবের সিংহাসনে আরোহণে উলামা'ও 
মাশায়েখে-ইজামের ভূমিকা) শীর্ষক নিবন্ধে “মারা'আতুল-আলম” ও 
ফুতৃহাত-ই-আলমগীরিৎ নামক দু'টি গ্রন্থের বরাতে কতকগুলো ঘটনা উদ্ধৃত 
১, মকতুবাতে সায়ফিয়া, পত্র নং ২; 
২, মকতুবাতে খাজা মুহাম্মদ মাসুম, পত্র নং ২২০; 


৩. আবুল ফাতাহ, আদবে আলমগীরি, ২খ, ৪৩১প্‌.; 
8, এ দু'টো বই ল্ডনের অফিস লাইব্রেরী ও বৃটিশ মিউজিয়ামে রক্ষিত আছে। 


২৬২ হযরত মুজাদ্দিদ আলফেছানী (র.) 


করেছেন যা থেকে জানা যায় যে, সম্রাটের এই খান্দান এবং হযরত মুজাদ্দিদ 
র সম্তানদের মধ্যে গভীর সম্বন্ধ ছিল ।? তারা সম্রাটের সঙ্গে সাক্ষাত 
করতেন এবং বাদশাহ তাদের খেদমতে মূল্যবান. তোহফা ও উপহার-উপঢৌকন 
পেশ করতেন। দিশ্লী.থেকে লাহোর যাবার ওফেরার পথে তিনি কয়েকবার 
সরহিন্দে হযরত খাজা মুহাম্মদ মাসুম এবং মুজাদ্দিদী খান্দানের অপরাপর 
সদস্যদের সঙ্গে মিলিত হন। 
মুফতী গোলাম সরওয়ার সাহেব লিখিত “খাযীনাতুল-আসফিয়া*্র বর্ণনা 
মুতাবিক সম্রাট হযরত খাজা মুহাম্মদ মাসুমের খেদমতে অনুরোধ জানান যেন 
তিনি ঘরে ও বাইরে সফর অবস্থায় তীর সঙ্গে থাকেন। কিন্তু তিনি তীর সম্মানিত 
পিতার উপদেশ মুতাবিক সম্রাটের সঙ্গে থাকা পছন্দ করেন মি এবং নিজের 
জায়গায় আপন পুত্র খাজা সায়ফুদ্দীনকে দিল্লী পাঠিয়ে দেন। মকতুবাতে 
মা'সুমিয়া'তে দু'টি পত্র, একটি ২২১ নং পত্র, অপরটি ২২৭ নং পত্র সম্রাটের নামে 
লিখিত। আলোচ্য পত্র দু*টি থেকে পরিষ্কার জানা যায় যে, হযরত খাজা মুহাম্মদ 
মাসুমের সঙ্গে সম্রাটের পীর-সুরিদীর ও তরবিয়তৈর সম্পর্ক ছিল এবং তীর ও 
সম্রাটের পারস্পরিক সম্বন্ধ, তীর দ্বারা সম্নাটের প্রভাবিত হওয়া ও তীর হেদায়েত 
মুতাবিক আমল করার আলোচনা অষ্টম অধ্যায়ে খাজা সায়ফুদ্দীনের জীবনী 
আলোচনা প্রসঙ্গে আসবে । খাজা সায়ফুদ্দীন সম্রাটের সঙ্গে থেকে শরীয়তের প্রচলন 


১. সম্রাট আলমগীরকে লিখিত হযরত খাজা সায়ফুদ্দীন-এর পত্রাবলী “মকতুবাতে সায়ফিয়া” নামে প্রকাশিত 
হয়েছে। ভিতর দৃষ্টিতে পাঠ করলে অনুমান করা যায় যে, সম্রাটের সম্পর্ক হযরত খাজা সায়ফুদ্দীনের সঙ্গে 
বিশেষভাবে এবং সুজাদ্দিদী খান্দানের সঙ্গে সাধারণভাবে কেবল শ্রদ্ধা ও ভক্তির ছিল না যেমনটি দীনদার 
ও সুধারণা বিশিষ্ট সম্রাটগণ তাদের শাসনামল ও সাম্রাজ্যের আলিম-উলামা ও বুযুর্গদের অঙ্গে পোষণ 
করতেন বরং এ সম্পর্ক রীতিনীতি যোবেতা)-র তুলনায় সন্বন্ধ (রাবেতা) এবং ভক্তি-শ্রদ্ধার তুলনায় 
প্রশিক্ষণ ও উপকৃত হবার ছিল। হযরত খাজা সায়ফুদ্দীন তার গিতাকে লিখিত এক পত্রে বলেনঃ 
“হযরত সালামত! এই দিনগুলোতে দীর্ঘ ও লম্বা সান্নিধ্য ও মজলিস অনুষ্ঠিত হচ্ছে। কোন কোন 
সুশ্রপত্রের আলোচনাও হয় এবং সম্রাট পূর্ণ নিষ্ঠার সঙ্গে তা শোনেন।” ১৪২ নং পত্রে যা শায়খ মুহাম্মদ 
“বাদশাহ দীনে পানাহ শনিবার রাত্রে যা এ মাসের তৃতীয় রাত্রি ছিল, গরীব খানায় আগমন করেন। যেই 
সাধারণ খাবার উপস্থিত ছিল তিনি তাই খেলেন। দীর্ঘ সময় সাহচর্যে অতিবাহিত করেন। মাঝে তিনি 
নিশ্চুপ থাকেন, মজলিসও অনুষ্ঠিত হয়। সংক্ষেপে এই যে, আশা করা যায় নিষ্ঠাবানদের অভিলাষ মাফিক 
তরীকায়ে আলিয়ার প্রচলন প্রকাশ পাবে” 
সম্পর্ক ও প্রভাবের এই সিলসিলা আলমগীরের ওফাতের পরও অব্যাহত থাকে। চিশতী নিজামী 
সিলসিলার মশহুর শায়খ যার মাধ্যমে এই তরীকা নব জীবন লাভ করে, শাহ কলীযুল্লাহ জাহানাবাদী (মৃ. 
১১৪৩ হি.) তীর বিশিষ্ট খলীফা হযরত শায়খ নিজামুদ্দীন আওরঙ্গাবাদীকে লিখিত কোন কোন চিঠিতে 
নির্দেশ দেন যে, যেহেতু এই মুহুর্তে সম্রাটের সঙ্গে আওরঙ্গাবাদে মুজান্দিদী খান্দানের সাহেবযাদা আছেন 
সেজন্য সামা ও কাওয়ালীর মাহফিল অনুষ্ঠানে সতর্কতা অবলম্বন করা হোক যাতে করে তীর খারাপ না 
লাগে ও মনঃকষ্টের কারণ না হয়। এর থেকে পরিষ্কার বোঝা যায় যে, দাক্ষিপাত্যের অভিযানে এবং 
সেখানকার দীর্ঘ অবস্থানে এই খান্দানের উঁচু মর্যাদার অধিকারী ব্যক্তিবর্গও সময় সময় সম্রাটের সারিধ্যে 
অংশথহ, দু'আ ও তাওয়াজ্জুহর মাধ্যমে সহযোগিতা করতেন। 


সম্াট-আকরর থেকে সম্রাট জাহাঙ্গীর পর্যন্ত ২৬৩ 


ও সুন্নাহ পুনরুজ্জীবনের কাজে আগা-গোড়া সক্রিয় ও তৎপর থাকেন। তীর লিখিত 
পত্র সংকলন “মকতুবাতে সায়ফিয়া’তে সম্রাটের নামে ১৮টি পত্র* স্থান পেয়েছে 
যে সব পত্রে সম্বাটের মনোযোগ বিদ'আত উৎসাদন, সুন্নত পুনজীবন এবং আল্লাহ্র 
কলেমা ও বাণীকে বুলন্দ ও সমুন্নত করার দিকে টেনে আনা হয়েছে। 

সাম্রাজ্যের কোন শাসক ও স্বশাসিত সম্রাটের: গোটা কর্মকাণ্ড ও 
আখলাক-চরিত্র, তীর সিদ্ধান্ত ও গৃহীত পদক্ষেপসমূহের যি্মাদারী গ্রহণ করা কঠিন 
এবং সেগুলোকে ইসলামী শিক্ষামালা ও শরীয়তের আহকাম তথা বিধি-বিধান 
মুতাবিক প্রমাণ করা সম্ভব নয়। এতো কেবল খুলাফায়ে রাশেদীন এবং এমন 
কতিপয় শাসক সম্পর্কে বলা যায় খারা উমাইয়া খলীফা হযরত ওমর ইবন আবদুল 
আধীয-এর ন্যায় খিলাফাত ‘আলা মিনহাজু*ন-নবুওয়ার সমর্থক ছিলেন এবং সে 
মুতাবিক কাজও করেছেন। অতঃপর এই বিতর্কিত পদক্ষেপ এবং রাজনৈতিক ও 
এন্তেজামী কার্যকলাপসমূহ কোন অবস্থার প্রেক্ষিতে বাধ্য হয়ে ও উপযোগিতাকে 
সামনে নিয়ে গ্রহণ করতে হয়েছিল এবং এতিহাসিকবৃন্দ সে সবের যেই চিত্র 
অংকন করেছেন তাও বা কতটা জেনেশুনে করেছেন, অধিকন্তু দীর্ঘকাল গুজরে 
যাবার পর এবং বিশুদ্ধ ও নির্ভরযোগ্য সাক্ষ্যের অবর্তমানে সে সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ 
করা ও রায় প্রদান করা সহজ নয়! এরপরও সম্রাট আলমগীর সম্পর্কে নির্ভরযোগ্য 
্রতিহাসিক উপকরণ বিদ্যমান বিধায় সেসবের ওপর ভিত্তি করে নির্দিধায় ও পরিপূর্ণ 
আস্থা সহকারে বলা যায় যে, সম্রাট হযরত খুজাদ্দিদ সাহেবের সংস্কার ও 
পুনর্জাগরণমূলক আন্দোলন, সাম্রাজ্যকে “ইসলামের ধ্রংসকারীশ্র পরিবর্তে 
"ইসলামের সেবক ও খাদেম” বানাবার বিপ্নবাত্মক কিন্তু নীরব প্রয়াস এবং তার 
সন্তান-সন্ততিদের ও পরিবারের গভীর ও নিঃস্বার্থ রূহানিয়াত ও চিত্তাকর্ষক ব্যক্তিত্ব 
দ্বারা পরিপূর্ণরূপে প্রভাবিত ছিলেন এবং তিনি হযরত মুজাদ্দিদের দাওয়াত ও 
উদ্দেশ্য-লক্ষ্যের সঙ্গে নিজকে একই সূত্রে গেঁথে নিয়েছিলেন । তিনি সাম্রাজ্যে 
নিয়ম-নীতি শৃঙ্খলা এবং সাম্রাজ্যের মধ্যে সাহসী ও সুদূরপ্রসারী পরিবর্তন আনতে 
চাচ্ছিলেন এবং তিনি প্রথমবারের মত এমন কতকগুলো সংক্কারমূলক কাজ 
করেছিলেন বদ্দরুন যদিও সরকারের ও রাষ্ট্রের অর্থনীতি প্রভাবিত হত, কিন্তু 
শরীয়তের কতকগুলো সুস্পষ্ট বিধানের কার্যকর বাস্তবায়ন হত। 

আমরা তীর ব্যক্তিগত জীবনকে এই মুহূর্তে পেছনে ফেলে যে সম্পর্কে সমস্ত 
ওঁতিহাসিক একমত যে, তিনি একজন শরীয়তের পাবন্দ, ধর্মের খাটি অনুসারী বরং 
তার জীবন একজন মুত্তাকী পরহ্ষগার মুসলমানের জীবন ছিল এবং যার জন্য 
দৃষ্টান্ত হিসাবে গুটিকয়েক নম়ুনাই যথেষ্ট । 

“রমযান মাস। লু হাওয়া বইছিল। দিনও ছিল বড় । বাদশাহ দিনের বেলা রোযা 
রাখতেন। ওজীফা পাঠ করতেন। কুরআন শরীফ তেলাওয়াত করতেন। 


১, পত্র নং ২০, ২২, ২৩, ২৬, ৩৪, ৩৯, ৫৬, ৫৭, ৫৯, ৬০, ৬৭,৭২, ৭8, ৭৬, ৮০, ১৬১, ১৬৪, 
১৬৫, মকতুবাতে সায়ফিয়া)। 


২৬৪ হষ্রত মুজাদ্দিদ আলফেছানী (র.) 


লেখালেখি করতেন । কালাম পাক হিফজ করতেন এবং আপন আদালত ও 
সাম্বাজ্যের কাজগুলো নিষ্ঠার সাথে আঞ্জাম :দিতেন ৷ সন্ধ্যাবেলায় ইফতার করে 
মোতি মসজিদে সালাত আদায় করতেন; তারাবীহ ও নফলাদি আদায় করতেন। 
মাঝরাতে অল্প কিছু খেয়ে নিতেন । রাতের বেলা খুব কম ঘুমাতেন। অধিকাংশ 
সময়ই ইবাদতে মগু- থাকতেন। কতকগুলো. বরকতময় রাত্রে সারারাতই 
ইবাদত-বন্দেগীতে কাটিয়ে দিতেন । আর এভাবেই গোটা মাস কেটে যেত ।”১ 

ইনতিকালের অবস্থা বর্ণনা করতে গিয়ে এতিহাসিক লিখেন ঃ “হিজরী ১১১৮; 
জ্বরের প্রকোপ খুব বেশি । চারদিন পর্যন্ত রোগের প্রকোপ বৃদ্ধি পাওয়া সত্ত্বেও 
পরিপূর্ণ তাকওয়া সহকারে পীচ ওয়াক্ত সালাত জামা'আতের সাথেই আদায় করেন। 
মৃত্যুর আগেই ওসিয়তনামা তৈরি করেছিলেন। এতে তিনি দাফন-কাফন সম্পর্কে 
লিখেছিলেন যে, সাড়ে চার টাকা যা আমি টুপি সেলাই করে জমিয়েছিলাম তা দিয়ে 
দাফন-কাফন করবে। আটশত পাঁচ টাকা যা আমি কুরআন নকল করে 
কামিয়েছিলাম তা ইয়াতীম-মিসকীনদের মধ্যে বিলিয়ে দেবে। ২৮শে যী-কা'দাহ, 
জুমুআর দিন ১১১৭ হিজরী সম্রাট ফজরের সালাত আদায় অন্তে কলেমায়ে 
তওহীদের যিক্র শুরু করেন। বেলী এক প্রহর হতেই তিনি ইহলোক ভ্যাগ করে 
অনন্তের পথে প্রস্থান করেন ।* 

আমরা এখানে সম্রাট আলমগীরের কেবল সেসব নির্দেশ ও ফরমান সম্পর্কে 
আলোচনা করব যেগুলো ইসলামী শি'আর (অভ্যাস, রীতিনীতি ও প্রতীকি চিহ্ন)-এর 
সম্মান এবং শরীয়তের বিধানসমূহের প্রচলন ও প্রয়োগের সঙ্গে সম্পর্কিত। 

হিজরী ১০৬৯ সাল এবং সিংহাসনে আরোহণের দ্বিতীয় বছরের ঘটনাবলীর 
উল্লেখ করতে গিয়া ধতিহাসিক লিখছেন ৪ 

“জালালুদ্দীন মুহান্মদ আকবর শাহের আমল থেকে দফতর ও জুলুসের বছর ও 
মাসের ভিত্তি গার্রাহ ফারওয়াদীর ওপর রাখা হয়েছিল। এই তারিখে সূর্য 
তারকা-গর্তে প্রবেশ করে। বসন্তের মৌসুম । এই সম্রাটের জুলুসের তারিখও এই 
তারিখের কাছাকাছি ছিল। তো তিনি গোটা হিসাব ফারওয়ার্দী থেকে নিয়ে 
ইক্কানদারও মাস পর্যন্ত নির্ধারণ করেছিলেন এবং মাসের নাম “মাহে ইলাহী’ 
রেখেছিলেন । যেহেতু এই পন্থা-পদ্ধতি অগ্নিপূজক বাদশাহ ও অগ্নি উপাসকদের 
সঙ্গে সাদৃশ্যপূর্ণ সেজন্য সম্রাট শরীয়তের প্রতি সন্মান প্রদর্শন করে জুলুস, জশৃন ও 
দফতরের হিসাবের জন্য বছর ও মাস আরবী চন্দ্র বর্ষের হিসাবে নির্ধারণ করেন 
এবং হুকুম দেন যে, সৌর বছরের ওপর আরবী বছর ও মাসের অগ্রাধিকার দিতে 
হবে এবং নওরোযের উত্সব এখন থেকে একেবারে রহিত করা হল। 
১. তারীখে হিন্দুস্তান, ৮ম খণ্ড, শামসুল উলামা যাকাউল্লাহ দেহলভীকৃত, ২১৪ পৃ. 


২. তারীখে হিন্দুস্তান, ৮ম খণ্ড, ৪৬৫ পৃ. । 
৩. ফারওয়াদী ও ইস্কান্দার প্রাচীন ইরানী বর্ষপঞ্জীর মাস। 


সম্রাট আকবর থেকে সম্রাট জাহাঙ্গীর পর্যন্ত ২৬৫ 


“সকলেই জানে যে, সব সময় মৌসুমগ্ডলোতে চন্দ্র মাসের পরিবর্তন ঘটতে 
থাকে। চন্দ্র বছর ও মাসের হিসাব রাখতে বেশ কষ্ট হয়। কিন্তু এই ধার্মিক সম্রাট 
হিসাবের সহজের দিকে তাকান নি। শুধু অগ্নি উপাসক ও মজুসীদের সঙ্গে 
সাদৃশ্যের কারণে নওরোযের উৎসব রহিত করেন এবং ২য় জুলুসের তারিখ গার্রাহ 
রমযান নির্ধারণ করে তিনি জুলুসের নতুন বছর নির্ধারণ করেন এবং নওরোষ 
উত্সবের জায়গায় ঈদুল ফিতরের উত্ধনব নির্ধারণ করেন” ।১ 

সরকারী আয়-আমদানীর এক বিরাট উৎস যা শরীয়তসম্মত ছিল না তা 
রহিতকরণ সম্পর্কে উল্লেখ করতে গিয়ে এঁতিহাসিক লিখছেন £ 

“স্মাট রাহদারী মাফ করে দেন। এই রাহদারী পেখকর) সকল পথের মোড়ে 
ও মাথায় নির্দিষ্ট সীমান্তে আদায় করা হত। এ থেকে লব্ধ ও অর্জিত সকল অর্থ 
রাজভাণ্ডারে জমা হত। পান্দরী তাঁকে তহবাজারী বলে, এ থেকেও যে লক্ষ লক্ষ 
টাকা রাজস্ব হিসেবে আদায় হত তাও রাজকোষে জমা হত এবং শরীয়ত-সম্মত ও 
শরীয়ত বিরোধী আরও বহু কর, নেশাকর বস্তুর ওপর ধার্যকৃত কর, 
ত্রীড়া-কৌডুকের ওপর থেকে আদায়কৃত কর, বিবিধ প্রকার জরিমানা থেকে 
বাজকোষে আসত তা সবই এই সম্রাট ভারতবর্ষ থেকে মাফ ও মওকুফ করে 
দেন।”২ 

মুহতাসিব বা ন্যায়পালের পদ শরইঈ হুকুমতের একটি অতি গুরুত্বপূর্ণ পদ এবং 
ইসলামী খেলাফতের একটি প্রতীক চিহ্ন ছিল। বহু আলিম-উলামা এই পদের ধরন 
ও প্রকৃতি, এর দায়িত্ব ও কর্তব্যের ওপর ০১১! ৮৪ ২০৯11 নামে কিতাবও 
লিখেছেন। ভারতবর্ষের মুসলিম রাজ্যগুলোতে বহু কাল থেকে এই পদ স্থগিত ও 
এই কাজ বন্ধ ছিল। সম্রাট এই সুন্নতটি জীবিত করেন। এ্রতিহাসিক লিখছেন, 

“সম্রাট একজন প্রভাবশালী আলিমকে মুহতাসিব ন্যোয়পাল) নিযুক্ত করেন। 
তার ওপর নির্দেশ ছিল, তিনি মানুষকে নিষিদ্ধ ও হারাম বস্তু থেকে বিশেষত মদ 
পান, ভাং, চাউল, বাৰ্লি প্রভৃতি থেকে তৈরি উত্তেজক মদ, সর্বপ্রকার নেশা জাতীয় 
বস্তু ও অশ্নমীলতা থেকে নিষেধ করবেন ও বিরত রাখবেন এবং যথাসাধ্য খারাপ 
কাজ থেকে মানুষকে বিরত রাখবেন ।"* 

ইয়াফদহম বর্ষ ও হিজরী ১০৭৮-এর ১ম তারিখের ঘটনাবলী লিপিবদ্ধ করতে 
গিয়ে এঁতিহাসিক লিখছেন ৪ 

“প্রতিদিনই শরীয়ত সংক্রান্ত বিষয়াদি প্রচলন এবং এঁশী আদেশ-নিষেধ-এর 
প্রতি আনুকূল্য প্রদর্শনের ব্যাপারে সম্রাটের বাধ্য-বাধকতা বৃদ্ধি পেত। বিস্তারিত 


১, প্রাগুক্ত, ৮ম খণ্ড, ৮৩-৮৪ পূ. 
২. প্রাগুক্ত, ৯০ পৃ. ৩, প্রাগুক্ত, ৯২ পৃ. । 


২৬৬ হযরত মুজাদ্দিদ আলফেছানী (র.) 


বিধানসমূহ জারী হত যে, পথকর ও পান্দী প্রভৃতি মওকুফ করা হোক যার মাধ্যমে 
লক্ষ লক্ষ টাকার রাজস্ব প্রতি বছর সরকারী রাজকোবে জমা হত। তিনি নেশা 
জাতীয় বস্তুর প্রচলন ও শয়তানের আড্ডা বন্ধ করতেন”।১ 

সামনে অগ্রসর হয়ে লিখছেন £ 

“সম্রাট গান-বাজনা ও নৃত্যকে নিষেধ করে নির্দেশ জারী করেন। ঝারোকা 
দর্শনকে শরীয়ত বিরোধী জেনে ঝরোকায় নিজে বসা এবং ঝরোকার নিচে মানুষের 
জমায়েত হওয়াকে নিষিদ্ধ করে দেন” ।২ 

ভারতীয়দের প্রাচীন নিয়ম ও বিশ্বাস সুতাবিক মুসলমান রাজা-বাদশাহগণও 
জ্যোতিষ শাস্ত্র ও জ্যোতিষীদের ওপর অনেক বেশি নির্ভর করতেন এবং তাদের 
দেওয়া হিসাব ও ফয়সালা মাফিক বিভিন্ন কাজ-কর্মের দিন তারিখ ধার্য করতেন । 
আলমগীর এটাও বন্ধ করে দেন। সবচে” বড় কথা হল, আদালতী ফয়সালাগুলোর 
গোটাটাই আমীর-উমারার ও শাসকদের আদালত এবং তাদের ফয়সালার ওপর 
নির্ভরশীল ছিল। আলমগীর শরীয়তের কাবী নিযুক্ত করেন এবং এক্ষেত্রে তাদেরকে 
সর্বোচ্চ এখতিয়ার (ক্ষমতা) প্রদান করেন। 

“কবি ও জ্যোতিষী যারা খুব এখতিয়ারসম্পন্ন ছিলেন, বিশেষত সম্রাট 
শাহজাহানের আমলে, তাদের এখতিয়ার রহিত করেন । রাষ্ট্রীয় বিষয়াদি ও ছোট-বড় 
মামলা-মোকদ্দমার ক্ষেত্রে কাষী নিযুক্ত করা হয় এবং এ নিযুক্তি এমন স্থায়ী ছিল 
যে, সর্বোচ্চ পদাধিকারী আমীরগণ তাদেরকে ঈর্ষা করতেন, হিংসা করতেন ।”ও 

সমগ্র সাম্রাজ্যে শরঈ আইন-কানুন জারীর ও বিচারকদের বিচারকার্য সহজতর 
করার জন্য ফিক্হী মসলা-মাসাইল প্রণয়ন ও বিন্যস্তকরণের বিরাট বোঝা কীধে 
ভুলে নেন এভং নির্ভরযোগ্য আলিম-উলামার একটি দলকে এ উদ্দেশ্যে নির্দেশ 
প্রদান করেন যে, তারা সহজ সরল ভাষায় ও বাক্যে খুঁটিনাটি মসলাগুলোকে এক 
জায়গায় জমা করবেন এবং যে যেখান থেকে.নেরেন তার বরাত বা সূত্র উল্লেখ 
করবেন। এজন্য রাজত্বের প্রথম থেকেই মাওলানা নিজামুদ্দীন বুরহানপুরীকে এর 
দায়িত্ব প্রদান করেন৷ তিনি সে সব আলিম থেকে সাহায্য গ্রহণ করেন খীরা হানাফী 
ফিকৃহে বিশেষ বৈশিষ্ট্যের দাবিদার ছিলেন।৪ এ কাজ ৬ খণ্ডে সমাপ্ত হয় এবং 


১. নুযহাতুল খাওয়াতির প্রণেতা ফারসী ইতিহাসের সুত্রে লিখেছেন, আলমগীর ১০৬৯ হি. তে ৮০ প্রকার 
অবৈধ ট্যাক্স মওকুফ করেছিলেন খার মোট আয় ছিল ৩০ লক্ষ বার্ধিক। 

২. প্রাওক্ত,২৭৫-৭৬ সংক্ষেপে । 

৩. প্রাগুক্ত,২৭৭ পৃ. আরও দ্র, জহীরুদ্দীন ফারূকীর ”আওরঙ্গয়ের” নামক গ্রন্থের ৫৫৯-৬২ পৃ. & 
Reformer নামক অধ্যায় । 

৪. হাকীম সাইয়েদ আবদুল হাই তার ১$11 ৪ ১০১১০১! ২30: নামক গ্রন্থে অনেক অনুসন্ধানের পর 
সেসব আলিমের নাম লিপিবদ্ধ করেছেন যারা উক্ত বোর্ডে ছিলেন। তিনি এমন বিশজনের নাম লিখেছেন 
যারা গোটা ভারতবর্ষের জ্ঞানী-গুণী মহলের প্রতিনিধিত্ব করতেন। দামিশৃক একাডেমী থেকে প্রকাশিত, 
পৃ. ১১০-১১১ ৷ 


সম্রাট আকবর থেকে সম্বাট জাহাঙ্গীর পর্যন্ত ২৬৭ 


রাজকোষ থেকে এ বাবদ দু'লক্ষ টাকা ব্যয়িত হয় (যা সে যুগের হিসাবে অবশ্যই 
বিরাট অংকের অর্থ ছিল) । এটি ভারতবর্ষে “ফাতাওয়ায়ে আলমগীঠ়ি” নামে এবং 
- মিসর, সিরিয়া ও ভুরক্কে “আল-ফাতাওয়া আল-হিন্দিয়্যা” নামে মশহুর এবং 
কতকগুলো বৈশিষ্ট্যের দরুন এটি বিরাট গুরুত্ব অর্জন করেছে। 

এর চেয়েও অধিক সাহসী পদক্ষেপ ছিল এই যে, সম্রাট তার বিরুদ্ধেও 
গ্রজা-সাধারণকে বিচার চাইবার ও শরীয়ত মুতাবিক ফয়সালা করাবার অনুমতি 
প্রদান করেন এবং এ কাজের জন্য শর'ঈ উকীল নিযুক্ত করেন। ভারতীয় 
এঁতিহাসিক লিখেন ৪ 

সহি, ১০৮২ সালে সম্রাট নির্দেশ দেন যে, শহরে বন্দরে সর্বত্র ঘোষণা দিন, 
যদি সম্রাটের বিরুদ্ধে কারো কোন শর'ঈ দাবি থাকে তাহলে সে যেন বাদশাহ্‌র 
উকীলের কাছে মামলা রুজু করে এবং প্রমাণ সাপেক্ষে তার হক নিয়ে নেয় এবং 
এও নির্দেশ দেন, বাদশাহ্‌র পক্ষ থেকে শর'ঈ উকীল কাছে এবং নিকটবর্তী ও 
দূরবর্তী শহরগুলোতে নিযুক্ত হবেন যাতে করে যারা সম্রাট সমীপে হাজির হবার 
সাহস রাখে না তারা তার মাধ্যমে তাদের হক যেন দাবি করতে পারেন।১ 

মোগল দরবারে এবং মোগল সম্বাটদের জন্য সাধারণভাবে কুর্নিশ ও শাহী 
আদব প্রদর্শনের নিয়ম প্রচলিত ছিল যেগুলোতে বাড়াবাড়িমূলক সম্মান ও শরীয়ত 
বিরোধী আমল অন্তর্ভুক্ত ছিল সুন্নত মুতাবিক সালাম প্রদানের রেওয়াজ শাহী 
দরবারে তো দূরের কথা, আমীর-উমারা ও রঈস বরং বহু উলামা’ ও মাশায়েখ-এর 
মজলিসেও ছিল না । সম্রাট এক্ষেত্রেও সংস্কার সাধন করেন এবং সুন্নত মুতাবিক 
সালাম প্রদানকেই যথেষ্ট মনে করার ব্যাপারে তাকীদ দেন। এঁতিহাসিকের ভাষায় ৪ 

“ক দিনগুলোতেই হুকুম হল, মুসলমানরা যখন স্মরাটের সঙ্গে সাক্ষাত করবেন 
শরীয়ত যেভাবে সালাম দিতে বলেছে অর্থাৎ আস-সালামু আলায়কুম বলে সালাম 
দেবে এবং একেই যথেষ্ট ভাববে । কাফিরদের মত মাথার ওপর হাত রাখবে না। 
কর্মকর্তীরাও সাধারণ ও বিশিষ্ট সবার সাথে একই তরীকাই এখতিয়ার করবেন।”২ 

এ সব আবেগদীপ্ত প্রেরণা ও পদক্ষেপের ফলে ভারতবর্ষের ধর্মীয় ও দীনি মহল 
বাদশাহ আলমণীরকে “মুহয়িদ্দীন” অর্থাৎ “ধর্মের পুনজীবন দানকারী” উপাধি 
প্রদান করেন। আল্লামা ইকবালের মতেও (যিনি ভারতীয় উপমহাদেশের 
ঝৌক-প্রবণতা ও দর্শন, বেদান্ত দর্শন ও শরীয়তের মুখোষুখি হওয়া এবং 
ভারতবর্ষের ভবিষ্যত ছবির ভাগ্য পরীক্ষার ওপর গভীর দৃষ্টি ছিল।) আলমগীর এ 


১. প্রাগুক্ত, ৩০০ পৃ. । 
২. আলমগীরের প্রকাশ্য ধর্মীয় প্রবণতা এবং সাম্রাজ্যে সুদূরপ্রসারী পরিবর্তন সম্পর্কে বিস্তারিত জানতে হলে 
যদুনাথ সরকারের History of Aurangzib, vol-IIl, p-90. এবং lanepool-4র Aurangzib পর. | 


২৬৮ হযরত মুজাদ্দিদ আলফেছানী (র.) 


সব কতিপয় ব্যক্তির অন্তর্গত ছিলেন যাদের মাথার ওপর এদেশে ইসলামের অস্তিত্ব 
নির্ভর করছিল। স্বয়ং গ্রস্থকারও তার এক দীর্ঘ সাক্ষাৎকার, যা ২২শে নভেম্বর, 
১৯৩৭ সালে লাহোরে করির নিজ বাসভবনে অনুষ্ঠিত হয়েছিল, সম্পর্কে লিখতে 
গিয়ে “আরিফ হিন্দী কী খেদমত মে চন্দ ঘন্টে” নামক এক নিবন্ধে বলেছিলেন, 


“ভারতবর্ষে ইসলামের সংস্কার ও পুনরুজ্জীবন সম্পর্কে কথা উঠলে আল্লামা 
(ইকবাল) মুজাদ্দিদ আলফেছানী, হযরত শায়খ আহমদ সরহিন্দী, হযরত শাহ 
ওয়ালিয়্যুল্লাহ দেহলভী এবং সুলতান মুহ্য়িদ্দীন আলমগীরের খুবই প্রশংসা করলেন 
এবং বললেন, আমি সব সময় বলি, যদি তাদের অস্তিত্ব ও চেষ্টা-সাধনা এর পেছনে 
না থাকত তাহলে হিন্দু সভ্যতা-সংস্কৃতি ও দর্শন ইসলামকে নিজের ভেতর হজম 
করে নিত।” 


তিনি (আল্লামা ইকবাল) তার এই নিশ্চিত বিশ্বাস ও গবেষণার ওপর ভিত্তি 
করেই আলমগীরের শানে নিম্নের আবেগদীপ্ত ও চিন্তা-উদ্দীপক কবিতাটি রচনা 
করেছিলেন ৪ 


এত ০৬৫ 005 5৪৪ nel 51904195০০৭ ৩৪৯৭৪ ৪ 
sul এলসি EA 10০৮৯। - ও১1০১ ০৪ Dl বল 
EAT SAS Tle ASA CS IHS ০3 IS ওলি ০৯ 
১০০০] 1 ০০০৮৪ ০4১1১ - এ ১৬০ ASIA alll ৯ 
AES ০৪৩ La sls Sg ১৩০৮০ কল ০৭ ds পপি 
1১-১৯-৪৮১৭ ০৯৯০৮০১৯৪৪০ 15 একশ আন ও আত ৩৯ 
455 ১৪ ৩১৯৪ IDS ৮7555 ০৭ এনএ এ হা শু 21 
১০১৬৪১৪0০২৯ ১৪ এন তি ES ০৭ ০৯ এ এল উল 
LALLA 1 dsl ০ ০ এসএ 8৯১ 055৩5 ১৪৫ 
4 42৯22535851 al usr IR 4১13৩ ssi থপ 

ai এল 07 Li ৮8৭55 

abe (লি ০958০ ও) ৩1১৮৪ 


শেষ পর্যন্ত মুজাদ্দিদ আলফেছানীর দু'জন মর্যাদাবান খলীফা ও প্রকৃত 
স্থলাভিষিক্ত হযরত খাজা সুহাম্মদ মা‘সূম ও হযরত সাইয়েদ আদম বানুরী এবং 


সম্রাট আকবর থেকে সম্রাট জাহাঙ্গীর পর্যন্ত ২৩৯ 


তীদের একনিষ্ঠ ও মর্যাদাবান খলীফা ও স্থলাভিবিক্তদের চেষ্টা-সাধনা এদেশে 
ফলপ্রসূ হয় এবং হিজরী দ্বাদশ শতাব্দীতে ক্রমান্বয়ে এদেশ সমগ্র মুসলিম বিশ্বের 
(যার ওপর চিন্তাগত ও জ্ঞানগত জড়তার মেঘ ছেয়ে ছিল) আধ্যাত্মিক ও ইলমী 
মারকাষে পরিণত হয় এবং মুসলিম বিশ্বের দূরদরায এলাকা থেকে লোকেরা 
এখানে তাদের আধ্যাত্মিক ও জ্ঞানগত পিপাসা নিবারণের, তাষকিয়া ও ইহসানের 
মনযিল অতিক্রম এবং হাদীছের দরস গ্রহণের নিমিত্ত আসতে থাকে । এখানকার 
জায়গায় জায়গায় মুজাদ্দিদী খানকাহ, কুরআন ও সুন্নাহ্‌র তা'লীম ও দরসে হাদীছের 
কেন্ত কায়েম হয়ে যায় এবং এক বিশাল জগত সেসব থেকে উপকৃত হয়। 
হযরত মুজাদ্দিদ (র)-এর বিরোধিতা ও তাঁর প্রতি পথভ্রষ্টতার 
অভিযোগ এবং এ অভিযোগের উল্লেখযোগ্য ব্যক্তিবৃন্দ 

এ অধ্যায় অসম্পূর্ণ থাকবে এবং পাঠকের সামনে কেবল একটি দিকই আসবে 
(খা যদিও খুবই উজ্জ্বল, প্রোজ্ছল ও আলোকিত এবং মুজাদ্দিদ সাহেবের সীরাত 
তথা জীবন-চরিত ও ইতিহাসে এদিকটি প্রধান ও উল্লেখযোগ্য হয়ে আছে), যদি 
আমরা এই বিরোধিতামূলক আন্দোলন ও অভিযানের আলোচনা না করি যা মুজাদ্দিদ 
সাহেবের জীবনের শেষ পাদেই শুরু হয়ে গিয়েছিল এবং যা ভারতীয় 
উপমহাদেশের সীমানা অতিক্রম করে হারামায়ন শারীফায়ন (মন্ধা মু'আজ্জমা ও 
মদীনা মুনাওয়ারা) পর্যন্ত গিয়ে পৌছে যার বুনিয়াদ মুজাদ্দিদ সাহেবের কোন কোন 
লেখা ও পত্রের কিছু কিছু এবারত ও বিষয়বস্তুর ওপর ছিল। 

আল্লাহ তা'আলা হযরত মুজাদ্দিদ আলফেছানীকে তীর জীবনেই সেই সাধারণ 
জনপ্রিয়তা দান করেছিলেন এবং মানুষ যেভাবে তীর দিকে ঝুঁকে ছিল এবং 
সুফী-বুযুর্ণ ও আলিম-উলামা থেকে শুরু করে সরকারী প্রশাসনের লোকদের ওপর 
তীর অপ্রতিহত প্রভাব পড়েছিল এবং কয়েক বছরের মধ্যে নক্শবান্দিয়া মুজান্দিদিয়া 
যেসব নতুন ইল্ম ও জ্ঞান-গবেষণা তার মকতৃবাত ও মজলিসের মাধ্যমে ছড়িয়ে 
ছিলেন যার অনেকগুলোই, সাধারণের কথা নাইবা বললাম, বহু বিশিষ্ট লোকের 
কাছেই অপরিচিত এবং একটি সীমা পর্যন্ত (যদিও ভীতিকর নাও হয়) বিশ্ময়কর 
তো অবশ্যই ছিল এবং সেসবের মধ্যে অনেকগুলোই সেই সব কেন্দ্রের স্বীকৃত ও 
মান্য বিষয়-বস্তুর বিরোধী ছিল যা বংশ ও প্রজন্ম-পরম্পরায় স্থানান্তরিত হয়ে চলে 
আসছিল এবং এই ব্যাপারটি অধিকাংশ সময় সেই সব ক্ষণজন্মা পুরুষদের ক্ষেত্রেই 
সংঘটিত হয়েছে ষীরা কোন ইল্ম ও বিষয় শাস্ত্রের মুজতাহিদ, কোন সিলসিলা ও 
তরীকার প্রতিষ্ঠাতা এবং স্বীয় যুগের সাধারণ জ্ঞানগত, মেধাগত ও অপ্রকাশ্য 


২৭০ হযরত মুজাদ্দিদ আলফেছানী (র.) 


মাপের চেয়ে উন্নত হন এবং যাদেরকে আল্লাহ্‌ তা'আলা ‘ইলম ও আল্লাহ প্রদত্ত 
কামালিয়াত দ্বারা ধন্য ও ভূষিত করে থাকেন এবং যীরা সাধারণ পরিভাষা ও প্রাচীন 
ব্যাখ্যা-বিশ্লেষণের বৃত্ত থেকে বাইরে পা রাখেন। অতঃপর তিনি বিদ“আতে 
হাসানার বিরুদ্ধে যেই কলমী জিহাদ শুরু করেন, পীর-বুযুর্গদের জন্য সিজদায়ে 
তা'জীমি বা সম্মানসূচক সিজদা, নৃত্য ও সামা, শব্দোচ্চারণের মাধ্যমে সালাতের 
নিয়ত করা, জামা'আতের সাথে তাহাজ্জুদের সালাত আদায় করা ও মীলাদ 
মাহফিলের বিরোধিতা করেন কিংবা কাশ্ফ শরীয়তের দলীল নয়, তরীকতের 
মাশায়েখ ও আওলিয়ায়ে কিরামের পরিবর্তে আইনম্মায়ে মুজতাহিদীনের কথা 
শরীয়তের দলীল বলে তিনি প্রমাণ করেন এবং কাশৃফের বিশুদ্ধতা ও অন্রান্ততা 
নিয়ে তিনি কথা বলেন ও স্বীয় যুগ ও দেশের বহু সিলসিলা ও খানকাহ্‌র প্রচলিত ও 
পরিচিত মা'মুলাতগুলো সুন্নাহ বিরোধী হওয়া জাহির করেন। অতঃপর এসবগুলোর 
থেকেও বেশি ওয়াহদাতু'ল-ওজুদ থেকে (যাকে এক অকাট্য সত্য এবং মুহাক্কিক 
সুফীদের একটি সম্মিলিত মসলা মনে করা হত) এবং শায়খ-এ আকবর (সুহ্য়িদ্বীন 
ইব্‌ন আরাবী)-এর জ্ঞান ও গবেষণা থেকে, যাকে ইল্ম ও মা'রিফতের সিদরাতুল 
মুনতাহা (সৰ্বোচ্চ ও চূড়ান্ত ধাপ) অভিহিত করা হয়েছিল, সামনে পা বাড়ান, অথসর 
হন এবং এর সমান্তরাল “ওয়াহদাতু'শ-শুহুদ”-এর দর্শন পেশ করেন। এরপর তীর 
সম্পর্কে মুখে ও কলমে একেবারে চুপ থাকা এবং কোনরূপ বিরোধিতা ও 
প্রত্যাখ্যানমূলক বরং পথভ্রষ্টতামূলক আন্দোলন ও অভিযান তীর শেষ-যমানায় 
কিংবা তার তিরোধানের পর পরই সৃষ্টি না হওয়া কেবল সংস্কার ও পুনর্জাগরণের 
ইতিহাসে নয় বরং জ্ঞান-বিজ্ঞানের ও সংকলনের ইতিহাসেও একটি দুর্লভ ঘটনা 
হত। 

এসব মতভেদ ও বিরোধিতাকে আমরা দু'ভাগে ভাগ করতে পারি। একটি 
সেই সব বিরোধিতা যা বিরোধিতাকারীদের কোন ভুল বর্ণনার ভিত্তিতে কিংবা কোন 
ভূল বৌঝাবুঝির ফলে সৃষ্টি হয়েছে এবং সেই ভুল বর্ণনা ও খড়যন্ত্রের জাল ছিন্ন 
হওয়া কিংবা সেই ভুল বোঝাবুঝি দূর হয়ে যাবার পর নিরসন ঘটেছে। দ্বিতীয় সেই 
সব বিরোধিতা যা আকীদা-বিশ্বাস ও মতের ভিন্নতা অথবা কোন প্রকার গোল্রত্রীতি 
কিংবা ব্যক্তিগত শক্রতার ওপর ভিত্তি করে গড়ে উঠেছিল। 

প্রথম প্রকারের মধ্যে আমরা হযরত শায়খ আবদুল হক মুহাদ্দিছ দেহলভী (মৃ. 
১০৫২ হি.)-র মতভেদকে ধরছি খীর জ্ঞানগত ও ধর্মীয় মর্যাদাগত অবস্থান, ইখলাস 
তথা নিষ্ঠা ও লিল্লাহিয়্যাত ও ধর্মীয় মর্ধাদাবোধ স্বীকৃত বিষয় এবং যিনি হযরত 
মুজাদ্দিদ আলফেছানীর পীর ভাইও ছিলেন। সেই সাথে আপন পীরের খলীফা ও 
এজাবতপ্রাপ্তও বটেন। তিনি হযরত মুজাদ্দিদের সঙ্গে ভিন্ন মত পোষণ করেছেন, 


সম্রাট আকবর থেকে সম্রাট জাহাঙ্গীর পর্যন্ত ২৭১ 


তীর কোন কোন কথা ও গবেষণার ব্যাপারে বিস্ময় ও ভীতি প্রকাশ করেছেন এবং 
একপত্রে যা তিনি হযরত মুজাদ্দিদের নামে লিখেছেন, এর খোলাখুলি প্রকাশ করে 
দিয়েছেন।১ হযরত শায়খ আবদুল হকের এই দীর্ঘ পত্রে হযরত মুজাদ্দিদের যেসব 
কথা উদ্ধৃত করা হয়েছে সে সব সম্পর্কে মুজাদ্দিদী সিলসিলার বহু জ্ঞানী-গুণী 
আলিম ও সৃক্মদশী পণ্ডিতের সুচিন্তিত ও গবেষণাপ্রসূত সিদ্ধান্ত হল, এটি একটি 
ব্যক্তিগত পত্র ছিল। হযরত শায়খ একে তার “আল-মাকাতীৰ ওয়া'র-রাসাইল”*-এ 
লেখেন নি। হযরত মিরযা মাজহার জানে-জানীর এরশাদ মুতাবিক শায়খ তার এ 
পত্রটিকে নষ্ট করে ফেলার জন্য বলেছিলেন! এই পত্র লেখার ক্ষেত্রে মূলত যেই 
প্রেরণা ও আবেগ-অনুভূতি কাজ করেছে (এবং যা আসলেই প্রশংসনীয়) তা 
শীয়খ-এরই ধারণা যে, মুজাদ্দিদ সাহেবের কোন কোন কথা ও গবেষণা দ্বারা 
কতিপয় এমন বুধুর্ণের খাটোকরণ ও ভুল-্রান্তি প্রকাশ্যে বেরিয়ে আসে যাদের উচ্চ 
মর্যাদার ব্যাপারে উন্মত একমত ৷ কিন্তু তীর মকতুবাত (পত্র সংকলন)-এর ডুবুরী 
ও ব্যাখ্যাকার এবং মুজাদ্দিদ সাহেবের উদ্দেশ্য ও লক্ষ্য সম্পর্কে যারা ওয়াকিফহাল 
তারা বহুবার বহুভাবে এর জওয়াব দিয়েছেন এবং স্বয়ং মকতুবাতের অধ্যয়ন ও 
হযরত মুজাদ্দিদ রে)-এর জীবন এসব অভিযোগকে প্রত্যাখ্যান করে। এসব 
জিলানীর সঙ্গে সেই এঁকান্তিক ভক্তি-শ্রদ্ধাও যা ইশক ও আত্মবিলোপের দর্জা পর্যন্ত 
পৌছে গিয়েছিল এবং সর্বপ্রকারে তা কেবল প্রশংসাযোগ্যই নয় ঈর্বাযোগ্যও বটে 
এবং এতে উম্মতের একটি বিরাট শ্রেণী সব যুগে ও সব দেশে শরীক । হযরত 
শায়খ-এর ধারণা যে, হযরত মুজান্দিদের কথা থেকে তাঁর ওপর নিজের শ্রেষ্ঠতৃ ও 
প্রাধান্য প্রমাণিত হয় । এরও পাল্টা উত্তর হিসাবে লিখিত বিভিন্ন নিবন্ধে সন্তোষজনক 
উত্তর প্রদান করা হয়েছে। এখানে সেই পত্রের বিভিন্ন অংশের অন্তর্ভুক্ত বিষয়াদির 
বিস্তীরিত পর্যালোচনা আমার উদ্দেশ্য নয়। এজন্য আমাদের সেই সব রিসালার 
দিকে প্রত্যাবর্তন করতে হবে যেসবের উল্লেখ ওপরে করা হয়েছে। উক্ত পত্রে 
হযরত মুজাদ্দিদ (র)-এর দিকে এমন সব কথা নিসবত (সম্পৃক্ত) করা হয়েছে যা 
সুস্পষ্ট ভিত্তিহীন এবং শত্রুদের দেওয়া অপবাদ । আশ্চর্য লাগে যে, হযরত শায়খ 
সেগুলো কিভাবে বিশ্বাস করলেন এবং সে সব পত্রে লিখলেন। হযরত শাহ 
১, এই পত্রের ওপর অধ্যাপক খালীক আহমদ নিজামী “হায়াতে শায়খ আবদুল হক” নামক পুস্তকের 

শেষাংশে-পূর্ণাঙ্গতাবে লিপিবদ্ধ আছে। দেখুন ৩১২-৪৪ পৃ. এই পত্রের উত্তরে বহু পুস্তিকা লেখা হয়েছে 

যার ভেতর শায়খ বদরুদ্দীন সরহিন্দী, শায়খ মুহাম্মদ ইয়াহ্‌ইয়া (মুজাদ্দিদ সাহেবের কনিষ্ঠপুত্র) শায়খ 

মুহাম্মদ ফররুখ, শাহ আবদুল আযীয মুহাদ্দিছ দেহলভী, কাষী ছানাউল্লাহ পানিপথী এবং হযরত শাহ 


গোলাম আলী দেহলভী (র)-র নাম নেওয়া যায়। মাওলানা ওয়াকীল আহমদ সিকান্দরপুরী “হাদিয়ারে 
সুজান্দিদিয়া” নামে একটি স্বত্ত পুস্তিকা এরই উত্তরে লিখেছেন। পুস্তকটি ৩৩৬ পৃষ্ঠার 


২৭২ হযরত মুজাদ্দিদ আলফেছানী (র.) 


গোলাম আলী দেহলভীর কলম, যা ছিল ধৈর্য ও সৌম্য-শান্তির প্রতীক, এ ধরনের 
কথা উদ্ধৃত করতে গিয়ে সেই কলম থেকেই স্বতংক্ফর্তভাবেই বেরিয়ে যায় ৪ 


isi a এ ১81 এল] ভিড উদ কী ওল AL আল 


০০০৮৪০০০০৪৪ 3 এল] ও আহিল ভন Sl এক 
Lelie 4111০ edly 


“আল-'আয়ায বিল্লাহ! আল্লাহ্‌র পানাহ চাই! এ কী ধরনের ভিত্তিহীন ও অসত্য 
কথা যার কোন সনদ নেই। হযরত মুজাদ্দিদের কোন পত্রেই এ ধরনের কথা 
নেই। হযরত শায়খ! আল্লাহ আপনাকে ক্ষমা করুন। 


যেহেতু হযরত শায়খ সুখলিস ছিলেন, নিষ্ঠাবান ছিলেন এবং তার কলম থেকে 
সেসব কথা ও বর্ণনা-বিবৃতির ব্যাপারে যেগুলো হযরত মুজাদ্দিদের দিকে নিসবত 
করা হয়েছিল, যেই বিস্ময় ও প্রতিক্রিয়া প্রকাশ পেয়েছে-এর আন্দোলক ছিল তীর 
ধর্মীয় মর্ধাদাবোধ ও ইলমী মকাম। এজন্য যখন তিনি তার ভুল বিবৃতি সম্পর্কে 
জানতে পারলেন, হযরত মুজাদ্দিদ সম্পর্কে তীর ভ্রান্ত ধারণা দূর হল ও তীর উচ্চ 
মর্যাদা তীর সামনে প্রকাশিত হল অমনি তিনি এর ক্ষতিপূরণের জন্য এতটুকু বিলম্ব 
করেন নি এবং উচ্চ কণ্ঠে হযরত মুজাদ্দিদ-এর সঙ্গে তাঁর খুলুস (অকপটতা ও 

তা) ও ভালবাসা প্রকাশ করেন যা তীর মত একজন আলেমে রব্বানীরই 
শান উপযোগী । তিনি খান হুসসামুদ্দীন আহমদ দেহলভীকে লিখিত এক পত্রে 
বলেন $ 

“আল্লাহ তা'আলা আপনাকে নিরাপদ শান্তিতে রাখুন এবং যাচএগ্রকারী নিষ্ঠাবান 
প্রার্থীদের মাথার ওপর তাকে স্থায়ী রাখুন! এই দুই তিন সময়পর্বে আমি আপনার 
অবস্থা সম্পর্কে না জানার কারণ হয়তো হতে পারে সেই অলসতা যা মানব স্বভাবের 
মধ্যেই রয়ে গেছে অথবা সেই অভিপ্রায় হতে পারে যে, আপনি যেন পরিপূর্ণ সুস্থ 
হয়ে উঠুন এবং খুশীর খবর শুনতে পারি। আশা করি, আপনি আপনার স্বাস্থ্য 
সম্পর্কে আমাকে অবহিত করবেন। 

“বন্দেগী হযরত মিঞা শায়খ আহমদ এর সুসংবাদ জ্ঞাপক খবরের ব্যাপারে 
গভীর আগ্রহে তাকিয়ে আছি। আশা করি, যাচঞ্গকারীদের দোআ কবুল হবে! 
খুবই প্রভাব সৃষ্টি করবে। বর্তমানে তার সঙ্গে অধমের আন্তরিক সম্পর্ক অত্যন্ত 
বেশী ৷ মনুষ্য স্বভাবের কোন পর্দা কিংবা বিষণ প্রকৃতির কোন প্রভাব আদৌ 
প্রতিবন্ধক হয় নি। আমি নিজে জানি না এর কারণ কি? এর থেকে চোখ সরিয়ে ও 
দৃষ্টি এড়িয়ে ন্যায় ও সুবিচারের পন্থার প্রতি রেআয়েত এবং বুদ্ধির নির্দেশে চাহিদা ও 
দাবি এই যে, এ ধরনের প্রিয়ভাজন বুষুর্গদের প্রতি কু-ধারণা না হওয়াই সমীচীন। 


1 


সম্রাট আকবর থেকে স্মাট জাহাঙ্গীর পর্যন্ত ২৭৩ 


আমার অন্তরে যওক ও আত্যত্তিক প্রেম (৬1455) এবং প্রভুত্ব ও শ্রেষ্ঠত্বের 
ভিত্তিতে এমন কিছু অবস্থা ও কাইফিয়ত সৃষ্টি হয়ে গেছে যা বর্ণনা করতে আমার 
যবান অক্ষম । পাক পবিত্র আল্লাহ যিনি মানুষের দিল্‌ পাল্টানেওয়ালা ও অবস্থা 
পরিবর্তনকারী, স্কুল দর্শনধারীরা একথা বিশ্বাস করতে চাইবে না । আমি নিজেও 
জানতাম না আসলে অবস্থাটা কি এবং কেন। বেশি আর কি বলব এবং কি লিখব। 
প্রকৃত অবস্থার পুরো জ্ঞান তো আল্লাহরই আছে।”১ 

দ্বিতীয় প্রকারের মধ্য থেকে আমরা সর্বপ্রথম হি. দ্বাদশ শতাব্দীর একজন 
হেজাধী আলেম শায়খ হাসান আজমী, অতঃপর মন্কী (যিনি মদীনা মুনাওয়ারায় 
হাদীছের দরস দিতেন ও নে যুগের মশহুর হানাফী আলেম ছিলেন এবং হযরত 
শাহওয়ালী উল্লাহ্‌ সাহেবের উদ্তাযুল হাদীছ শায়খ আবূ তাহির বুদ্দীর উস্তাদ ছিলেন) ২ 
-এর কিতাব (১১৯১1 Lal ce dl শ্া৬নী A SL] 69৮০৪ 
-এর ওপর চোখ বুলাচ্ছি। কিতাবের ভূমিকায় বলা হয়েছে যে, ভারতবর্ষ থেকে 
হারামায়ন শারীফায়নে ১০৯৩ হিজরীতে শায়খ আহমদ সরহিন্দী এবং তার 
কতকগুলো অনভিপ্রেত কথাবার্তা সম্পর্কে যা তীর পত্র সংকলন মেকতুবাত) থেকে 
উদ্ধৃত করা হয়েছে, একটি প্রশ্ন এসেছে এবং হারামায়ন শারীফায়ন (মক্কা 
ঘু'আজ্জমা ও মদীনা মুনাওয়ারা)-এর উলামায়ে কিরামের কাছে ফতওয়া চাওয়া 
হয়েছে যে, যিনি এ ধরনের কথা নিজের মুখ দিয়ে বের করবেন অথবা যিনি এ 


১. বাশারাডে মাজার, শাহ নঈম বহযাইট রুত্বখানা নদওয়াভুল উলামায় সংরক্ষিত পুলিস, 

১২৮১ হি. । 

২. হযরত শাহ ওয়ালী উল্লাহ ছাহেব তদীয় “আনফাসুল আরিফীন" নামক গ্রন্থে তার কথা আলোচনা 
করেছেন। তিনি লিখেছেন যে, তিনি হাদীছে শায়খ-এর মর্যাদায় অধিষ্ঠিত ছিলেন, জ্ঞানের বিভিন্ন শাখা ও 
সূক্ষ্ম বিষয়গুলোতে পাণ্ডিত্য রাখতেন। তিনি সুস্পষ্টভাষী (১.1) ০০4) ও তীক্ষু স্মৃতিশক্তির 
অধিকারী । তিনি অধিকাংশ সময় শায়খ ঈসা মাগরিবীর ঘনিষ্ঠ সারিধ্যে কাটিয়েছেন এবং তার থেকে 
উপকৃত হয়েছেন। শায়খ আহমদ কাশশাশী, শায়খ মুহাম্মদ ইবন্ংল-আলা বাবেলী এবং শাফি“ঈ 
মাযহাবের মুফতী শায়খ যয়নুল ‘আবেদীন ইবন আবদিল কাদির তাবারীর সাহচর্যও তিনি লাভ করেছেন। 
শাহ নির্মাতুল্লাহ কাদেরীর মত তরীকতপন্থী বুযুর্গের সঙ্গেও তিনি সাক্ষাত করেছিলেন এবং দাওয়াতে 
আসমা'রও চর্চা করতেন। তীর দরসে হাদীছে শাহ ওয়ালীউল্লাহ্‌ ছাহেবের উত্তাদ শায়খ আবু তাহির কু্দী 

মাদানী সাধারণত হাদীছের মতন পাঠ করতেন। শেষ বয়সে মক্কায় অবস্থান ছেড়ে দিয়ে তায়েফে 

এককোণে নির্জন বাস শুরু করেন এবং ১১১৩ হিজরীতে সেখানেই ইনতিকাল করেন এবং সায়্যিদুনা 

হযরত আব্দুল্লাহ ইবন ‘আব্বাস (রা)-এর পাশে চির বিশ্রাম লাভ করেন (আনফাসুল “আরিফীন-১৮৬-৮৭ 

পৃ.) ৷ খায়রুদ্দীন যিরিকলী তার “আল-আ'লাম” নামক গ্রন্থে তাকে 'আল-উজায়মী লিখেছেন। পিতার 

নাম ছিল আলী ইবৃন ইয়াহইয়া । ডাক নাম ছিল আবুল বাকা? । পূৰ্বপুরুষগণ য়ামানী ছিলেন। হিজরী 
১০৪৯ সালে জন (২য় খণ্ড, ২২৩ পৃ.) 

৩, আরবী পাঞুলিগি পাটনার খোদা বখশ লাইব্রেরীতে বর্তমান ২৭৫৩ নং। ১০৯৪ হিজরীতে এ গ্রন্থ সমাপ্ত . 
হয়। এটি কুতুবখানা আসিফিয়ার পাুলিপির মধ্যেও বর্তমান। পুস্তকের প্রথম পৃষ্ঠায় ওপরে কেবল 
একা ২-৯॥ লেখা আছে। লেখকের নিজের লেখার কোথাও কিতাবের নাম নেই। উল্লিখিত 
কুতুবখানায় এ বিষয়ে আরও দু'টি বই বর্তমান। 

7১৮ 


২৭৪ হযরত মুজাদ্দিদ আলফেছানী (র.) 


ধরনের কথার ওপর বিশ্বাস পোষণ করেন কিংবা যিনি এসবের প্রচলন ও প্রচারে 
অংশ নেন তার ক্ষেত্রে শরীয়তের হুকুম কি? এরপর গ্রন্থের সংকলক লিখেছেন যে, 
আমার শ্রদ্ধেয় উত্তাদ ও শায়খ মাওলানা শায়খ মোল্লা ইবরাহীম ইবন হাসান কোরানী 
আমাকে নির্দেশ প্রদান করলেন এর:জওয়াব দিতে এবং হারামায়ন শারীফায়ন-এর 
উলামায়ে কিরামের এ্রতদসম্পর্কিত রায় ও ফতওয়া উদ্ধৃত করতে । গ্রন্থের লেখক 
এই সংকলনে দু'জন আলেম-এর ধীর মধ্যে একজন পূর্বোক্ত মোল্লা ইবরাহীম 
কোরানী মাদানী, দ্বিতীয় জন আল্লামা জামালুদ্দীন মুহাম্মদ ইবন আবদুর রাসূল 
আল-বারযানজীর ফতওয়া উদ্ধৃত করেছেন । সর্বপ্রথম এই ফতওয়া যাদের কাছে 
« চাওয়া হয়েছিল সেই দু'জন যথাক্রমে মোল্লা ইবরাহীম কোরানী মাদানী এবং 
জামালুদ্দীন মুহাম্মদ ইবন আবদুর রসূল আল-বারযানজী সম্পর্কে ব্যক্তিগত পরিচয় 
ল্লাভ জরুরী । প্রথমোক্ত ব্যক্তির আলোচনা হযরত শাহ ওয়ালীউল্লাহ্‌ দেহলভী 
“আনফাসুল আরেকীন” নামক গ্রন্থে (পৃ: ১৮৪-৮৬) করেছেন। ইনি শাহ 
ওয়ালীউল্লাহ দেহলভীর হাদীছের মূল উত্তাদ শায়খ আবু তাহির কুদীর পিতা এবং 
শীয়খ। সে যুগের একজন শায়খ ও বুযুর্গ শায়খ ইয়াহইয়া শাবী সম্পর্কে তীর সেই 
' অভিমত থেকে, যা শাহ ওয়ালীউল্লাহ দেহলভী উল্লেখ করেছেন এবং যেখানে শায়খ 
তাঁর ওপর তাজসীম-এর ফতওয়া প্রদান করেন যার জন্য তুরস্কের উরে 
সালতানাত যিনি তীর ভক্ত ছিলেন তাকে অবমাননার সাথে মজলিস থেকে বের 
করে দেন, একথা প্রকাশ পায় যে, তার মেযাঁজ কতটা খোশবন্ত এবং রায় 
কায়েমের ক্ষেত্রে তূরাপ্রিয় ছিল ৷ সাইয়েদ মুহাম্মদ বারযানজী১ যিনি এই ফতওয়ার 
দ্বিতীয় সুফতী-এর আলোচনা করতে গিয়ে হযরত শাহ ওয়ালী উল্লাহ সাহেব 
লিখেছেন, তীর মেধাজ কতকটা রুক্ষ ও শুক্ষ ছিল (১৮৪ পৃ.)। 
এসবের পর ফতওয়া ও উলামায়ে কিরামের অভিমত (রায়) এবং শরীয়তের 
হুকুম বয়ান ও ঘোষণার ইতিহাসে এই এ্রতিহাসিক সত্য ও বাস্তবতা ভুলে যাওয়া 
উচিত নয় যে, উলামায়ে কিরাম ও মুফতীদের সামনে ঘটনার যেমন সুরত বর্ণনা 
করা হয় এবং যেভাবে সংঘটিত ঘটনা বিবৃত ও উদ্ধৃত করা হয় সেগুলোকে সামনে 
রেখেই এবং সেসবের আলোকেই ফতওয়া প্রদান করা হয়ে থাকে ও শরীয়তের 
হুকুম বর্ণনা করা হয় । বিখ্যাত প্রবচন £ 
১, সাইয়েদ মুহাম্মদ বারযানজীর পূর্ণ নাম মুহাম্মদ ইবন আবদুর রাসূল ইবন আবদুস সাইয়িদ আল-হাসানী 
আল-বারযানজী । হি. ১০৪০ সালে জন্ম এবং ১১০৩ হিজরীতে ইনতিকাল করেন। জন্মস্থান শাহরে যুর। 
শেষ বয়সে মদীনা শরীফে অবস্থান করেন। তাঁর “হান মুশকিলাতু ইবনুল আরাবী” নামে একটি পুস্তক 
আছে। তিনি সেই বারযানজী নন দিয়ারে আরব যার জন্মস্থান (আল-আ'লাম, ফিরিকলী, ৭ম খণ্ড, ৭৫ 
পৃ.) ৷ মুজাদ্দিদ সাহেবের প্রত্যাখ্যানে তার ,১91| ০১ নামে একটি স্বতন্ত্র পুস্তক রয়েছে। বিস্তারিত 
জানতে শায়খ আবদুল্লাহ্‌ মুরদাদ আবুল খায়রকৃত, ১ম খণ্ড ১৬-4।০১১ PLES ০০ oil 
ls! 


সম্রাট আকবর থেকে সম্রাট জাহাঙ্গীর পর্যন্ত | lL ২৭৫ 


“Als ০৮১13 ৬১ ৮৪০৪ ০৯০৪ 09 

“একাকী সোজা কাষীর কাছে চলে যাও এবং আপন চাহিদা মাফিক ফতওয়া 
লিখে নিয়ে এস ৷” 

এই সব উলামায়ে কিরাম ও মুফতী যাঁদের কাছে ফতওয়া চেয়ে পাঠানো হয় 
তারা এজন্য দায়ী থাকেন না। আর তাদের কাছে এত সময়ও থাকে না যে, তারা 
ফতওয়া প্রার্থীদের কথা ও বর্ণনা-বিবৃতির পূর্বাপর ঘটনা দেখবেন, বিচার-বিশ্লেষণ 
করবেন, সত্যাসত্য যাচাই-বাছাই করবেন এবং সেগুলোকে পূর্বেকার সব কিছু 
থেকে আলাদা করে ৪51 .০1] 1১৪5১ (তোমরা সালাতের নিকটবর্তী হইও 
না)-এর মত বিখ্যাত সাধারণ প্রবচনের মত নিজের সমর্থনে পেশ করা হয়নি। 
একথার পূর্ণ কার্যকারণ সমন্ধ বিদ্যমান যে, ফতওয়ার উত্তরদাতা হযরতগণ মুজাদ্দিদ 
আলফেছানীর “মকতুবাত” সম্ভবত সরাসরি পড়েন নি অথবা তাদের দর্স ও 
ফতওয়া প্রদানের পর এতটা ফুরসত মিলত যাতে করে তারা এর আরও তাহকীক 
তথা বিচার-বিশ্লেষণ করতেন। অধিকন্তু সে সময় হারামায়ন শারীফায়ন-এ এই 
সিলসিলার এমন আলিম-উলামাও সম্ভবত উপস্থিত ছিলেন না যীরা তীদেরকে প্রকৃত 
অবস্থা সম্পর্কে অবহিত করতে পারতেন। 

ফতওয়া প্রার্থীর জ্ঞান-গরিমী, উপলব্ধি, আমানতদারী ও যিন্মাদারির অনুভূতির 
সম্পর্ক যতদূর তার জন্য কেবল একটি উদাহরণই যথেষ্ট যে, হযরত মুজাদ্দিদ (র) 
কাবার হাকীকত সম্পর্কে যেই সুক্্ম আরিফসুলভ আলোচনা করেছেন, মতামত 
ব্যক্ত করেছেন তাকে এ কথার ওপর আরোপ করা হয়েছে যে, তিনি একথার 
সমর্থক যে, বর্তমানে পরিচিত ইমারত কা'বা নয়, আর একথা সুস্পষ্ট কুফরীকে 
অবধারিত করে তোলে । লেখক বলেন, :. 

“সেই সব কুফুরীর মধ্যে এও যে, তিনি অস্বীকার করেছেন যে, কা'বা 
বর্তমানে পরিচিত ইমারতের নাম |” 

এখন এর বিপরীতে সেই পত্রটিও পাঠ করুন যা শায়খ তাজুদ্দীন সম্ভলীর নামে 
লিখিত যিনি তখন কেবলই বায়তুল্লাহ্র হজ্জ সমাপন শেষে ফিরেছিলেন। মুজাদ্দিদ 
সাহেব বায়তুন্নাহ শরীফের হালত শোনার আগ্রহ ও অস্থিরতার কথা প্রকাশ করতে 
গিয়ে লিখেন ঃ 
_.. “অধমের কাছে যেভাবে কাবার সূরত রব্বানী সৃষ্টিসমূহের সুরত ও অবয়বের 
(চাই সে মানুষ হোক অথবা ফেরেশতা) সিজদাস্থল, এর হাকীকত এসব সুরত ও 
অবয়বের হাকীকতের সিজদাস্থল। আর এভাবেই এ হাকীকত সমস্ত হাকীকতের 
ওপর এবং এর সঙ্গে যে সব কামালিয়ত সম্পর্কিত সে সমস্ত কামালিয়াতের ওপর 


২৭৬ হযরত মুজাদ্দিদ আলফেছানী (র.) 


যা অপরাপর হাকীকতের সঙ্গে সম্পর্কিত, প্রাধান্য ও শ্রেষ্ঠত্ব রাখে, যেন এই 
হাকীকত জাগতিক হাকীকত ও হাকীকতে ইলাহীর মাঝে বরযখ তথা অন্তরাল।”১ 

এই একটি উদাহরণ থেকে সেই সব জ্ঞাত ও অজ্ঞাত কুফরী ফতওয়ার 
হাকীকত ও মাহিয়ত-এর পরিমাপ করা যেতে পারে যা সে সব বর্ণনা ও উদ্ধৃতির 
ওপর জারি করা হয়েছিল৷ এতদসত্বেও লেখক শেষে এই সতর্কতা অবলম্বন করে 
লিখেছেন £ 

“এও অসম্ভব নয় যে, আল্লাহ তা'আলা এসব কথার বিশ্বাসী কথক এবং সেসব 
লেখা যিনি লিখেছেন, তার ওপর আনুগহ প্রদর্শন করেছেন এবং তার শেষ পরিণতি 
ভাল হয়েছে। যেমনটি তিনি (আল্লাহ্‌ তা'আলা) তীর বান্দাদের ব্যাপারে আচরণ 
করে আসছেন এবং তীর অনুগ্রহ ও বদান্যতার শান বরাবর প্রকাশ পেয়েছে । আর 
এরও একটা কারণ ও পন্থা যে, তার ওঁরসজাত সন্তানদের মধ্য থেকে কেউ কেউ 
আগ্রহ প্রকাশ করেছেন। তাঁরা বলেছেন যে, তীদের তরীকার বুনিয়াদ সুন্নতে 
মুহান্মদীর পরিপূর্ণ আনুগত্য এবং নবী করীম (সা)-এর পদাংক অনুসরণ করে চলার 
ওপর । তীরা হাদীছের মাশায়েখ-যেমন ইমাম যয়নুল আবেদীন তাবারী থেকে 
হাদীছের সনদ নিয়েছেন এবং আমাদের শায়খ ঈসা মুহাম্মদ ইবনুল মাগরিবী 
জা'ফরীকে এমনভাবে সন্তুষ্ট ও পরিতৃপ্ত করেছেন যে, তিনি শায়খ মুহাম্মদ মাসুম 
থেকে নকশবান্দিয়া তরীকা হাসিল করেছেন যাতে করে তিনি তীর মহান ও মর্যাদার 
অধিকারী মাশায়েখ-এর বরকত হাসিল করতে পারেন ।”২ 

লেখকের এই বর্ণনা থেকে যা তিনি অত্যন্ত সততা ও বিশ্বস্ততার সাথে 
লিপিবদ্ধ করেছেন পরিষ্কারভাবে প্রকাশ পাচ্ছে যে, এই সব ফতওয়া কেবল এসব 
বিবরণের ওপর বিশ্বাস করে লিখা হরেছিল যা তাদের সামনে পেশ করা হয়েছিল 
এবং মুফতী সাহেবান নিজেরা তীর (মুজাদ্দিদ সাহেবের) ব্যাপারে দ্বিধারিত 
ছিলেন। মুজাদ্দিদী খান্দানের সম্মান ও মর্যাদাবান লোকদের হারামায়ন শারীফায়ন 
উপস্থিতি, বিশেষ করে হযরত খাজা মুহাম্মদ মাসুম রে)-এর সীরাত, আখলাক ও 
মর্যাদা-মগ্তিত অবস্থা দেখার পর এই ভ্রান্ত ধারণা কেবল দূর হয়েই যায়নি বরং স্বয়ং 
লেখকের একজন জলীলুল কদর শায়খ ঈসা আল-মাগরিবী হযরত খাজা মুহাম্মদ 
মাসূম-এর হাতে বায়‘আত হয়েছেন এবং নকশবান্দিয়া মুজাদ্দিদিয়া তরীকার 
গ্রন্থে তার প্রশংসা করেছেন এবং লিখেছেন ৪ 


১. মকতৃব নং ২৬৩, ১ম দফতর; 
২. আস-সারিম আল-হিন্দী, (পাণ্ডুলিপি) পৃ. ২। 


সম্রাট আকবর.থেকে.সমাট জাহাঙ্গীর পর্যন্ত ২৭৭ 


dal ১৩ শিটী এন ৪৩ এএক আস Alle উল AML 
৯ lei ৭9১2৬ পদ LISI ASS ০০০ ০৮০০৯ 
LY Aelia ১০৯৯ APES oll SEL as 
০1৯০৪115218 

তুর্কিস্তানের একজন মুজাদ্দিদী বুযুর্গ মুহাম্মদ বেগ আল-উযবেকী এই সব 
ফতওয়ার পর হেজায আগমন ফরেন। তিনি তাঁর কিতাব -এ_২৬] 2241০ 
lll, UL 52341০08] লিখে এটা প্রমাণ করেছেন যে, এই সব 
ফতওয়া মকতৃবাতের বাক্যাংশের ভুল অনুবাদের ওপর ভিত্তি করে দেওয়া হয়েছে 
এবং জ্ঞাতসারে এ ধরনের বিকৃতি ঘটানো হয়েছে। তিনি ভুল অনুবাদের 
অনেকগুলো উদাহরণও পেশ করেছেন। এই বিশ্লেষণ দ্বারা প্রভাবিত হয়ে বহু 
উলামায়ে কিরাম তীদের পূর্বের অভিমত থেকে প্রত্যাবর্তন করেন এবং কেউ কেউ 
ইমাম রব্বানী (মুজাদ্দিদ আলফেছানীর)-র সমর্থন ও প্রতিরক্ষায় কিতাবও 
লিখেছেন। এঁদের মধ্যে হাসান ইবন মুহাম্মদ মুরাদুন্রাহ আত-তিউনিসী 
আল-মাক্বীও আছেন যিনি ১০! ৮৪২11 ৪১৮৮৪ ০৪৪ ১1] ৪১৯] 
১২৪১০] নামক কিতাব লিখেছেন যেখানে তিনি লিখেছেন ও অভিমত প্রকাশ 
করেছেন যে, হযরত মুজাদ্দিদের বিরুদ্ধে যেই অভিযান শুরু করা হয়েছিল তার 
ভিত্তি ছিল ভুল ও বিকৃত অনুবাদের ওপর । দ্বিতীয় জন ছিলেন আহমদ আল-য়াশীশী 
আল-মিসরী আশ-শাফি'ঈ আল-আযহারী। তিনি একথা খুব পরিচ্ছন্ন ও সাফাঈ 
সহকারে প্রকাশ করেছেন যে, হযরত মুজাদ্দিদ সাহেবের বিরুদ্ধে কুফরীর ফতওয়া 
প্রদান স্রেফ তাসাওউফের পরিভাষা ও দৃষ্টিকোণ সঠিকভাবে বুঝাতে না পারা কিং 
ভুল বোঝার কারণে হতে পারে যে সব পরিভাষা তিনি ব্যবহার করেছেন। মুহাম্মদ 
বেগ হেজাথের উলামায়ে কিরামের সাথে এ বিষয়ে বাহাছ-সুবাহাছা ও বিতর্ক 
করেছেন এবং সামনাসামনি আলাপ-আলোচনাও করেছেন যে জন্য 
আল-বারযানজীকে ৪১২1 1| ৪১২১1 নামক কিতাব লিখতে হয় যেখানে তিনি 
মুহাম্মদ বেগকে খুবই অবজ্ঞাপূর্ণভাবে ও তাচ্ছিল্য সহকারে আলোচনা করেছেন। 

ভারতবর্ষে হযরত মুজাদ্দিদ সাহেবের বিরোধিতা এবং তাঁর ওপর আপত্তি 
উত্াপনের একটি লক্ষ্য-যোগ্য এঁতিহাসিক দস্তাবীষ যা বিরোধিতাকারী ও আপত্তি 
উত্থাপকদের মানসিকতা ও চিন্তাধারার সুস্পষ্ট প্রতিনিধিত্ব করে এবং সেই দলের 
কতকটা মুখপাত্র হিসাবে কাজ করে তা হল শায়খ আবদুল্লাহ খেশগী কাসূরী 
(১০৪৩-১১০৬ হি.)-র 22১11 ৫.৯ নামক বিরাট ভলিউম আকারের 
১, আনফাসুল আরেফীন, পৃ. ১৮৩। 


২৭৮ হযরত মুজাদ্দিদ আলফেছানী (র.) 


কিতাব ।১ আবদুল্লাহ-খেশগী (যাকে সংক্ষেপে “আবদী নামেও স্মরণ করা হয়ে 
থাকে)-র অবস্থা থেকে মনে হয়-যে,-তিনি_ বু গ্রন্থ প্রণেতা বুযুর্গ ছিলেন ।২ স্বীয় 
যুগের প্রচলিত জ্ঞানের বিভিন্ন শাখায় ভার অধিকার ছিল৷ তাসাওউফের ক্ষেত্রে 
তিনি চিশতিয়া তরীকার সঙ্গে সম্পর্কিত ছিলেন এবং চিন্তা-চেতনা ও মতবাদের 
দিক দিয়ে ছিলেন ওয়াহদাভুল ওজুদ মতবাদে বিশ্বাসী বরং মনে হয় তিনি এক্ষেত্রে 
চরমপন্থী ছিলেন। তীর উত্তাদবৃন্দ ও ভক্তিভাজন ব্যক্তিদের অধিকাংশই হযরত 
মুজাদ্দিদ সাহেবের বিরোধী এবং ওয়াহদাতুল ওজুদ মতবাদে বিশ্বাসী সূফী ছিলেন৷ 
আর তীদের মধ্যে কেউ কেউ (যেমন শায়খ নে“মত লাহোরী, কাষী নুরুদ্দীন, কাযী 
কাসুর) মুজাদ্দিদ সাহেবের কুফুরী ফতওয়ার ওপর দস্তখতও করেছিলেন! মনে হয় 
যে, তিনি সাইয়েদ মুহাম্মদ বারযানজী (4১১৭! 04৪-এর লেখক)-র সঙ্গে 
সম্পর্কিতদের দ্বারাও প্রভাবিত হয়েছেন যারা আতুরঙ্গাবাদে বাস করতেন২ যেখানে 
বসে হি. ১০৯৬ সালে জনাব খেশগী উক্ত কিতাব সমাপ্ত করেছিলেন । আলোচ্য 
কিতাবের একটি উৎস সে যুগের আরেকটি কিতাব ৩:৪৮ 1১.4এ যিনি 
হযরত মুজাদ্দিদ ও তীর অনুসারীদের রদ করতে গিয়ে এ কিতাবটি লিখেছিলেন । 

কাসুরীর চিন্তাধারা ও তীর সাকুল্য বিদ্যার দৌড় কতটুকু তা এ থেকে পরিমাপ 
করা যাবে যে, তিনি মুজাদ্দিদ আলফেছানীর আপত্তিযোগ্য বিষয়গুলোর মধ্যে 
সালাতে সুখে নিয়ত না করাকেও গণ্য করেছেন৷ তিনি লিখছেন £ 

“তিনি যখন সালাতের জন্য খাঁড়া হতেন অধিকাংশ সময় মনে মনে নিয়ত 
করতেন, মুখ নড়াতেন না (অর্থাৎ মুখে উচ্চারণ করতেন না) এবং বলতেন, 
নিয়্যত দিলের ব্যাপার, মুখের নয় ।” 

খেশগী “মকতুবাত*-এর অধ্যয়ন কি ভিন্ন দৃষ্টিতে করেছিলেন এবং তার 
ভেতর কী পরিমাণ দায়িত্বানুভূতি ও কারুর দিকে কোন কথা ও ধ্যান-ধারণার সম্বন্ধ 
করতে কতটা সতর্কতা ছিল-তার পরিমাপ নিম্নোক্ত বাক্যাংশ থেকে করা যাবে । 

“প্রথম যুগের মাশায়েখগণ (মাশায়েখ-ই মুতাকাদ্দিমীন)-এর মধ্য থেকে যারা 
ওয়াহদাতুল ওজুদ মতবাদের সমর্থক ছিলেন, যেমন হুসায়ন মনসুর হাল্লাজ ও শায়খ 
সুহয়িদ্দীন আরাবী প্রমুখ, (শায়খ আহমদ সরহিন্দী) তাদেরকে মুলহিদ ও যিন্দীক 


১. এই গ্রন্থের হস্তলিখিত পাণ্ডুলিপি বর্তমান লেখক প্রফেসর খালীক আহমদ নিজামীর ব্যক্তিগত গ্রন্থাগারে 
পাঠ করেছেন। জানতে পেরেছি এর একটি কপি লাহোরেও আছে। 

২. বিস্তারিত দ্র. ৪১১-০৪ ৫৯৬২ ৭111 ১২০ ১515 ]1৬-৯। মুহাম্মদ ইকবাল মুজাদ্দিদী, দারুল 
মুওয়াররিখীন লাহোর কর্তৃক প্রকাশিত। 

৩. মনে হয় হি. একাদশ শতাব্দীর শেষভাগে আওরঙ্গাবাদ এই বিরোধী আন্দোলনের বিরাট বড় কেন্দ্র ছিল 
এবং সেখান থেকে এ বিষয়টি হেজায ভূমিতে গিয়েছিল । 


সম্রাট আকবর থেকে সম্রাট জাহাঙ্গীর পর্যন্ত --: ২৭৯ 


বলতেন। তিন খণ্ডে সমাপ্ত মকতুবাতের অধিকাংশ স্থানে শায়খ মুহয়িদ্দীন 
আরাবীকে তিনি কাফির বলেছেন এবং কোন কোন জায়গায় তাঁকে মু'তাধিলা 
হিসাবে অভিযুক্ত করেছেন। এতই সব সত্বেও তিনি তাঁকে আল্লাহ্‌র মকবুল 
বান্দাদের মধ্যে গণ্য করেছেন।” 

এ সব আপত্তির সঙ্গে হযরত মুজাদ্দিদ রে)-এর প্রশংসাও করেছেন। তিনি 
বলেন, “হ্যরত খাজা বাকীবিন্লাহ) তাকে সত্যপথের যারা প্রার্থী তাদেরকে 
দাওয়াত প্রদানের এজাযত দেন। অনন্তর তিনি সত্য পথের প্রার্থীদেরকে হেদায়েত 
তথা পথ-নিৰ্দেশনা দিতেন। আল্লাহর দিকে পথ প্রদর্শন করতেন । শরীয়তের 
হুকুম-আহ্কাম অনুসরণের জন্য তাকীদ করতেন | যারা শরীয়তের বিধি-বিধান 
পরিত্যাগ করত তাদেরকে তিনি ধমক দিতেন । যারা শরীয়তের ওপর আমল করত 
তাদের প্রতি খুশী হতেন।” 

মুজাদ্দিদ সাহেবের পক্ষ থেকে তিনি তা'বীল (ভিন্নতর ব্যাখ্যা-বিশ্লেষণ) ও 
করে থাকেন এবং তাঁর সম্পর্কে সুধারণাও প্রকাশ করেছেন। বিরোধীরা যে সব 
বাক্যাংশ ও শব্দসমষ্টির ওপর আপত্তি তুলেছে সেগুলো কপি করার পর লিখেছেন ৪ 

“কিছু এটা জরুরী যে, এসব শব্দসমষ্টি দ্বারা জাহিরী তথা প্রকাশ্য অর্থই 
বোঝানো হয়েছে! কিন্তু যদি তা দ্বারা বাতেনী তথা গুঢ় অর্থ বোঝায় যেমনটি 
উপরে গুজরে গেছে....এ থেকে কোন কুফরী ফতওয়া দেওয়া কিংবা নিন্দা বাক্য 
প্রয়োগ করা আবশ্যক হয়ে পড়ে না 1” 

কিন্তু এরপর সেই ধারণা যা সাহচর্য ও পরিবেশের প্রভাব ও লোক মুখে 
প্রচারিত গুজবের আধিক্য থেকে তীর মস্তিষ্কে গেড়ে গিয়েছিল__চেপে বসে। 
তিনি লিখেছেন ৪ 

“কিন্তু সত্য হল এই যে, এমন কথা বলা যদ্দারা দরবারে নববী (সা)-এর প্রতি 
ক্ষুদৃত্বের (১-৪:5) ধারণা সৃষ্টি হয় তা ত্রুটি ও অপরাধ থেকে মুক্ত নয়।” 

এই গ্রন্থের বেশির ভাগ গুরুত্ব ও খ্যাতি এজন্যই পেয়েছিল যে, এতে কাযী 
শায়খুল-ইসলাম১ -এর সেসব পত্র লিপিবদ্ধ করা হয়েছে যা তিনি আওরঙ্গাবাদের 
কারী কাষী হেদায়েতুল্লাহ্র নামে পাঠিয়েছেন । এ সম্পর্কে গ্রন্থকারের বর্ণনা যে, তা 
মুসলিম বাদশাহ (আওরঙ্গযেব আলমগীর্)-এর নির্দেশে জারী করা হয় এবং এর 
১. কাষী শায়খুল ইসলাম কাহীউল কুষাত আবদুল ওয়াহ্হাব গুজরাটির পুত্র এবং সগ্রাট আলমগীরের 

আমলের অন্যতম খ্যাতনামা কাষী ছিলেন। হি. ১০৮৬ সালে আলমগীর তাকে সর্বশ্রধান কাবী তথা 
বিচারপতি পদে নিযুক্তি দেন। ১০৯৪ হিজরীতে তিনি এই পদ থেকে ইস্তিফা দেন এবং হজ্জের 
উদ্দেশ্যে রওয়ানা হন। সম্রাটের বারবার পীড়াপীড়ি সত্বেও তিনি পুনরায় আর এই পদ হণ করেন নি। 


“ইয়াদে আয়্যাম” নামক গ্রন্থ, মাওলানা হাকীম সায়্যিদ আবদুল হাইকৃত, পৃ. ৭৮-৭৯; মাআছিরুল 
উমারা। 


২৮০ হয়রত মুজাদ্দিদ আলফেছানী (র.) 


ওপর কাষী শায়খুল ইসলামের সীল মোহর ছিল) গ্রন্থকারের বর্ণনা মুতাবিক এর 
ওপর ২৭ শে শওয়াল; ১০৯০-হিজরীর তারিখ লিপিবদ্ধ । এই পত্র বা ফরমান 
গ্রন্থকার ০১4/৯11 744১ থেকে নকল করেছেন এবং এখানে তা হুবহু উদ্ধৃত 
করা হচ্ছেঃ 

“হি. ১০৯০ সালের শাওয়াল মাসের ২৭ তারিখ । কাষী হেদায়েতুল্রাহ জানুন 
যে, এ যুগে আমার কান পর্যন্ত একথা পৌছে গেছে আর আমি একথা শুনতে 
পেয়েছি যে, মকতৃবাতে শায়খ আহমদ সরহিন্দীর কোন কোন মাকামাত দৃশ্যত 
আহলে সুন্নাত ওয়াল-জামা“আতের আকীদা বিরোধী ৷ আলোচ্য শায়খ-এর যেসব 
ভক্ত আওরঙ্গাবাদে আছেন সেগুলো প্রচার করেন, সে সবের দরস প্রদান করেন 
এবং এঁ সব উল্লিখিত ভ্রান্ত ও বাতিল আকীদার সত্যতার ওপর বিশ্বাস রাখেন। 
সম্রাট আমাকে নির্দেশ দিয়েছেন যেন এই খাদেম শরীয়তের কাধীকে লিখেন যে, 
তাদেরকে রুশ্দ ৫) ও এসব বিষয়ের দরস ও তাদরীস তথা পঠন-পাঠন বন্ধ করে 
দেওয়া হয় এবং যার সম্পর্কে জানা যাবে যে; সে এ সব ভ্রান্ত ও বাতিল 
আকীদা-বিশ্বাস পোষণ করে তাদেরকে শরীয়তের বিধান মুতাবিক শাস্তি দেওয়া 
হবে । এজন্য তা লিপিবদ্ধ করা হল। এখন এ হুকুম অবশ্য পালনীয় বিধান হিসাবে 
কার্যকর করতে হবে এবং হাকীকত তথা প্রকৃত বাস্তবতা লিখতে হবে ।”৩ 

এই শাহী ফরমানকে বর্তমান কালের কিছু কিছু গ্রন্থে খুবই গুরুত্‌ দেওয়া 
হয়েছে যেন এটি এক মহা এঁতিহাসিক আবিষ্কার খা সম্রাট আলমগীর-এর মুজাদ্দিদী 
আন্দোলনের প্রভাব স্বীকার এবং হযরত মুজাদ্দিদ ও তীর খান্দানের প্রতি ভক্তি-শরদ্ধা 
বিজড়িত সম্পর্ক ও যোগাযোগের গোটা থ্াসাদকে গুড়িয়ে দেয়। 

কিন্তু ভিন্ন দৃষ্টিতে দেখতে তা এতটা গুরুত্ববহ ও আত্মহারা হবার মত ঘটনা 
নয় যতটা মনে করা হয়েছে। প্রথম কথা হল এই যে, এতে যেখানে মকভুবাতের 
আলোচনা করা হয়েছে সেখানে ১০ ০৯1 ১০3০ 1০ ৩৩ ০৪ 
হ০[,ই115 বলা হয়েছে। দ্বিতীয় কথা হল, যে কথার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করা 
হয়েছে তা সে সব নিবন্ধের প্রচলন ও পাঠন এবং যে সব বিষয়ে থেকে বিরত রাখা 
হয়েছে তা এরই সাধারণ প্রচার ও পঠন-পাঠন। প্রকাশ থাকে যে, এই সব 
সৃন্ম্মাতিসূক্্ম ও রহস্যপূর্ণ বিষয়াদির (যেসবের উপলব্ধি তত্ব বিশেষজ্ঞগণ-এর 
পরিভাষা সম্পর্কে অবহিতি এবং আধ্যাত্মিক পথ (সুলুক) ও তাসাওউফ-এর কার্যকর 
ও বাস্তব অভিজ্ঞতা ও সংস্পর্শের ওপর নির্ভরশীল) সাধারণ্যে প্রচার এবং তা সাধারণ 
মাহফিলে দরস প্রদান যেখানে আম-খাস তথা বিশিষ্ট সাধারণ সবাই শরীক 
হয়-বিক্ষিপ্ত ধ্যান-ধারণার কারণ ও মতানৈক্য সৃষ্টির উপলক্ষ্য হতে পারে এবং 


১. আফসোস যে, এর গ্রন্থকার সম্পর্কে কিছু জানা যায় নি। 
২. মাআরিজুল বিলায়া, ৭০৮ পৃ. 


সম্রাট আকবর থেকে সম্রাট জাহাঙ্গীর পর্যন্ত - ২৮১ 


একজন শরীয়ত সমর্থক ও এর প্রতি সংবেদনশীল সম্রাটের যার একমাত্র লক্ষ্যই 
থাকে আপন দেশের সর্বপ্রকার বিশৃঙ্খলা ও অরাজকতা থেকে নিরাপদ ও সুরক্ষিত 
রাখা এবং বুযুর্গদের সম্পর্কে লাগামহীন উক্তি ও সমালোচনার বাক্যবান থেকে 
সতর্কতা অবলম্বন করা এবং যীর নিজের এই দাওয়াত ও এই খান্দানওয়ালা শানের 
সঙ্গে হার্দ্যিক ও নিষ্ঠাপূর্ণ সম্বন্ধের ওপর আস্থা আছে এবং যিনি আপন প্রভাব ও 
ক্ষমতা দ্বারা একে সফল ও সার্থক বানাবার ব্যাপারে খুবই সক্রিয় ও জোর তৎপর, 
ব্যবস্থাপনাগতভাবে এ ধরনের বাধ্য-বাধকতা আরোপ করা ও সতর্কতামূলক 
পদক্ষেপ গ্রহণের অধিকার রয়েছে। যদি এ ফরমানকে সম্রাট আলমগীরের 
ব্যক্তিগত জীবন-যিন্দেগী, তীর প্রকৃত ও সত্যিকার প্রবণতা ও আবেগ এবং এই 
খান্দানের সাথে তীর সেই সব যোগাযোগ ও সম্পর্কের (যার বিস্তারিত বিবরণ 
পেছনের পৃষ্ঠাগুলোতে পাঠক ইতোমধ্যেই পাঠ করেছেন) আলোকে দেখা হয় 
তাহলে এই কয়টি বাক্যের ভেতর সেই গোটা ইতিহাস এবং সম্রাট আলমগীরের 
সেই কর্মপন্থা প্রত্যাখ্যানের কোন উপকরণ নেই যিনি শেষাবধি মোগল সাম্রাজ্যের 
গতিধারা ভারতবর্ষ থেকে ইসলামী প্রভাব মিটিয়ে দেবার থেকে ইসলামী 
শরী'আতের প্রয়োগ ও প্রচলন এবং ইসলামী সভ্যতা-সংস্কৃতি চালু করার পেছনে 
নিয়োজিত করেন এবং ফেক্ষেত্রে নিঃসন্দেহে হযরত মুজাদ্দিদ আলফেছানী, তীর 
খান্দান, খলীফা ও অনুসারীদের মৌলিক অংশ রয়েছে। 

তা ঘটনা যাই হোক, ভারতবর্ষ ও ভারতবর্ষের বাইরে হযরত মুজাদ্দিদ -এর 
ওফাতের পর তার মকতৃবাত এবং তীর কিছু কিছু আবিষ্কার, উদ্ভাবন ও বিষয়ের 
ওপর ভিত্তি করে বিরোধিতা ও পথত্রষ্টতার অভিযোগের যেই অভিযান পরিচালিত 
হয়েছিল যেই অভিযানে উলামায়ে কিরাম ও মুফতীদের একটি সংখ্যা শরীক হয়ে 
গিয়েছিলেন তা দ্বাদশ শতাব্দীর প্রথম এক-চতুর্থাংশ পাদেই মুখ থুবড়ে পড়ে এবং 
এর যবনিকাপাত ঘটে । এখন তা কেবল ইতিহাসের (আর তাও কতকগুলো 
হ্তলিখিত পাগুলিপির ওপর নির্ভর করে) পাতায় সমাধিস্থ হয়ে গেছে। দ্বাদশ 
শতাব্দীর প্রথম অর্থভাগেই ভারতবর্ষ থেকে তুবিস্তান পর্যন্ত মুজাদ্দিদী খানকাহ, 
হেদায়েত ও ধৰ্মীয় দিক-নির্দেশনার মারকা তথা কেন্দ্র কায়েম হয়ে গিয়েছিল । 
সুজাদ্দিদিয়া সিলসিলার বুযুর্গ মাশায়েখ ও উলামায়ে কিরাম মকতৃবাতের 
নির্ভরযোগ্য আরবী অনুবাদ পূর্বক অধিকাংশ মুসলিম দেশে ছড়িয়ে দিয়েছিলেন। 
শায়খ মুহাম্মদ মুরাদ মী কাষীখানী হযরত মুজাদ্দিদ, তীর সন্তান-সন্ততি ও 
অধস্তন পুরুষ, সিলসিলার আরব ও তুর্ক মাশায়েখদের আরবী ভাবায় পরিচয় 
করিয়ে দেন যা “যায়লুর রাশাহাত” নামে প্রকাশিত হয়েছে। তিনি মকতুবাতের 


২৮২ হযরত মুজাদ্দিদ আলফেছানী রর.) 


অনুবাদও করেন যা “আদ-দুরারু'ল-মাকনূনাত আন-নাফীসাহ” নামে প্রকাশিত হয়। 
শায়খ মুহাম্মদ নুরুদ্দীন বেগ আল-উযবেকী'র আরবী পুস্তিকা 
“আতিয়্যাতু'ল-ওয়াহ্হাৰ আল-ফাসিলা বায়না*ল-খাতা ওয়া*স-সওয়াব”ও প্রকাশিত 
হয় এবং মকতৃবাত-এর আরব দেশগুলোতে ও তুরক্কে এমনভাবে প্রচারিত হয় যে, 
যাবতীয় ভুল বোঝাবুঝির নিরসন ঘটে৷? বিখ্যাত আলিম আল্লামা শিহাবুদ্দীন মাহমুদ 
আলুসী বাগদাদী (মৃ. ১২৭০ হি.) তীর বিখ্যাত তাফসীর খন্থ প্রহুল-মাঁআনী”তে 
মুজাদ্দিদ সাহেবের নাম খুবই সন্মান ও শ্রদ্ধার সঙ্গে নিয়েছেন এবং প্রচুর স্থানে 
মকতুবাতের উদ্ধৃতি পেশ করেছেন। বর্তমানে আর কোথাও উলামায়ে কিরামের 
বিরোধিতা ও পথভ্রষ্টতার অভিযোগ ও অভিযানের নাম-গন্ধও নেই। 
১৪ এও ll তল (5 0না৩- lia ২৯৬৪৪ ১১1] al 
7০৮১141০১৪৩ 11567 ১২1 


আল্লাহ্‌র হেকমতের এ এক আশ্চর্য শান যে, বিরোধিতা ও পথত্রষ্টতার 
অভিযোগের অভিযানের সবচে’ বড় অংশ নিয়েছিল হেজাষের সেই সব উলামায়ে 


এবং সাইয়েদ মুহাম্মদ বারযানজীও শাহরে যুর-এ জন্ুগ্রহণ করেন। আল্লাহ্‌ 


আলিম মাওলানা খালিদ শাহরে-যুরীকেই নির্বাচিত করেন ষীর প্রশংসনীয় 
চেষ্টা-তদবীর ও কুওতে নিসবত দ্বারা এই সিলসিলা ইরাক, শাম, কুর্দিস্তান ও 
তুরক্ষে এভাবে বিস্তার লাভ করে যার নজীর মেলা ভার।২ "আল্লাহ্র সেনাবাহিনী 
আসমান যমীনের সর্বত্র ছড়িয়ে রয়েছে।” 


১, যেসব বুযুর্গ তাদের পূর্ববর্তী মত থেকে ফিরে এসেছিলেন কিংবা হযরত মুজাদ্দিদ ও তীর সিলসিলার 
অনুকূলে প্রতিরক্ষার দায়িতু পালন করেছিলেন তীদের নাম নুযহাতু'ল-খাওয়াতিরের ৫ম খণ্ডে দেখুন 
২. বিস্তারিত ৮ম অধ্যায়ে দেখুন। 


অষ্টম অধ্যায় 


হযরত মুজাদ্দিদ (র)-এর দু'জন বড় খলীফা এবং তাদের সঙ্গে 
সম্পর্কিতদের মাধ্যমে তীর তাজদীদি কর্মের বিস্তৃতি ও পূর্ণতা সাধন 


মশহুর খলীফাবৃন্দ 

হযরত মুজাদ্দিদ রে)-এর মহান খলীফাবৃন্দের নাম ও কৃতিত্পূর্ণ অবদানের 
পরিমাপ করা কেবল কঠিনই নয় বরং তা প্রায় অসম্ভবও বটে। কেননা তীদের ' 
সংখ্যা কয়েক হাজার বলা হয়ে থাকে এবং তীরা সারা দুনিয়ায় বিক্ষিপ্ত ও 
ছড়িয়ে-ছিটিয়ে ছিলেন এবং তীরা খুবই কর্মতৎপর ছিলেন। খলীফাদের মধ্যে 
সংশোধন ও প্রশিক্ষণমূলক কাজের দায়িত্ব দিয়ে পাঠিয়ে ছিলেন কিংবা ভারতবর্ষের 
কতকগুলো গুরুত্বপূর্ণ স্থানে এই খেদমতের জন্য নির্দেশ দিয়েছিলেন, পেছনের 
পৃষ্ঠাগুলোতে গুজরে গেছে। এখানে আমরা বর্ণানুক্রমিক হিসাবে তাঁদের মধ্যে হীরা 
বিখ্যাত তাদের তালিকাই তুলে ধরছি। এরপর দু'জন গুরুত্বপূর্ণ খলীফা (হযরত 
খাজা মুহাম্মদ মাসুম এবং হযরত সাইয়েদ আদম বানুরী)-র আলোচনা কিছুটা 
বিস্তারিত পেশ করা হবে! এরপর তাঁদের খলীফাবৃন্দ ও তাদের সিলসিলার প্রচার 
এবং যাদের মাধ্যমে সংক্কার-সংশোধন ও প্রশিক্ষণমূলক কেন্দ্রের বুনিয়াদ স্থাপিত 
হয়েছে এবং সেগুলো থেকে সাধারণ ও বিশিষ্ট সকলেই যেভাবে উপকৃত হয়েছে 


সর্বোচ্চ পর্যায়ের ইখলাস এবং সুন্নতে রসূল (সা)-এর পরিপূর্ণ অনুসরণ ব্যতিরেকে 
হতে পারে না। 
০০০০১ 33302 ০৩১ ০5 ওল 


১৬১৯১ AUIS ৮৪০৯৪ 425 


(১) হযরত সাইয়েদ আদম বানুরী; (২) মাওলানা আহমদ বারকী; (৩) 
মাওলানা আহমদ দীবানী; (৪) মাওলানা আমানুল্লাহ লাহোরী; (৫) মাওলানা 


২৮৪ হযরত মুজাদ্দিদ আলফেছানী (র.) 


বদরুদ্দীন সরহিন্দী; (৬) শায়খ বদীউদ্দীন সাহারন পুরী; (৭) শায়খ হাসান বারকী; 
(৮) শায়খ হামীদ বাঙ্গালী; (৯) হাজী খিযির খান আফগানী; (১০) মীর সগীর 
আহমদ রূমী; (১১) শায়খ তাহির বাদাখশী; (১২) শায়খ তাহির লাহোরী; (১৩) 
খাজা উবায়দুল্লাহ ওরফে খাজা কিলী; (১৪) খাজা আবদুল্লাহ ওরফে খাজা খোর্দ; 
(১৫) শায়খ আবদুল হাই হিসারী; (১৬) মাওলানা আবদুল ওয়াহেদ লাহোরী; (১৭) 
শায়খ আবদুল হাদী ফারূকী বদাউনী; (১৮) মাওলানা ফররুখ হুসায়ন হারাবী; (১৯) 
মাওলানা কাসিম আলী; (২০) শায়খ করীমুদ্দীন বাবা হাসান আবদালী; (২১) 
সাইয়েদ মুহিব্বুল্লাহ মানিকপুরী; (২২) শায়খ মুহাম্মদ সাদেক কাবুলী; (২৩) 
মাওলানা মুহাম্মদ সালেহ কুলাবী; (২৪) মাওলানা মুহাম্মদ সিদ্দীক কাশমী; (২৫) 
শায়খ মুষযাম্মিল; (২৬) হাফিজ মাহমুদ লাহোরী; (২৭) শায়খ নূর মুহাম্মদ পাটনী; 
(২৮) মাওলানা ইয়ার মুহাম্মদ জাদীদ বাদাখশী তালেকানী; (২৯) মাওলানা ইয়ার 
মুহাম্মদ কাদীম; (৩০) শায়খ ইউসুফ বারকী; (৩১) মাওলানা ইউসুফ সামারকান্দী। 
হযরত খাজা মুহাম্মদ মা“সুম১ 
শায়খে তরীকত, ইমামে ওয়াক্ত মহান বুযুর্গ হযরত মাসুম ইবন আহমদ 
ইবন ‘আবদুল আহাদ আল-আদাবী আল-উমারী অর্থাৎ খাজা মুহাম্মদ মা'সূম . 
নকশবান্দী সরহিন্দী স্বীয় পিতার প্রিয় সন্তান। আকারে- প্রকারে, স্বভাবে- প্রকৃতিতে 
ও অর্থগত তথা পারিভাষিক অর্থে পিতার মিকটতর, আনুগত্যে ও অনুসরণে 
অগ্রগতি, পিতার ইলমের বিশেষ ধারক, মুজাদ্দিদ আলফে ছানী রে)-র পুত্রদের 
মধ্যে সবচে’ মশহুর এবং তীদের মধ্যে সর্বাধিক বরকতময় সত্তার অধিকারী ।২ 
হিজরী ১০০৭-৯-এর ১১ই শাওয়াল মাসে জন্মগ্রহণ করেন। কিছু কিছু পাঠ্য 
পুস্তক জ্যেষ্ঠ ভ্রাতা খাজা মুহাম্মদ সাদেক থেকে এবং বেশীর ভাগ কিতাব শ্রদ্ধেয় 
পিতা ও শায়খ মুহাম্মদ তাহির থেকে পাঠ করেন৷ শ্রদ্ধেয় পিতার খেদমতে থেকে 
তরীকতের তা'লীম হাসিল করেন এবং মাত্র তিন মাসে কুরআন মজীদ হিফজ 
করেন। পিতার নিসবত হাসিল করার ক্ষেত্রে তার অবস্থা ছিল শরহে বেকায়া 
প্রণেতা সদরূ"শ-শারী'আর মতই যিনি তার গিতামহের লেখাকে লেখার সাথে 
সাথেই হিফ্জ করে ফেলতেন। এজন্যই তিনি সেই মর্যাদায় উপনীত হন যা তীর 
উরে ভা আই 
আলফেছানী” কেরাচীর ইদারায়ে মুজাদ্দিদিয়া প্রকাশিত) থেকে গৃহীত। তাদের অবস্থা জানতে উল্লিখিত 
গ্রন্থের ৭২৪-৮০০ পৃ. দ্র. “তাষকিরায়ে ইমাম রব্বানী, মুজাদ্দিদ আলফেছানী” মাওলানা মনযূর 
নিবন্ধ, “তাযকিরায়ে খুলাফায়ে মুজাদ্দিদ আলফে ছানী” মাওলানা নাসীম আহমদ-ফরিদীকৃত, 


৩১০-৩৫১পূ. দ্র. ৷ 


মুজাদিন (র) এর দু'জন বড় খলীফার সদ সশপিতিদের মাধামে তাঁর তাজদীদি কর্মের বিভূতি ও গুর্ণতা সাধন ২৮৫ 


পিতার সাথীদের মধ্যে আর কেউ পারেন নি। অনন্তর তাঁর পিতা তাঁকে 
“কাইয়ুমিয়াত” -প্রভৃতির মত উঁচু মকামের সুসংবাদ প্রদান করেন। পিতার 
ইনতিকালের পর তিনিই তার আসনে সমাসীন হন এবং হাঁরামায়ন শারীফায়ন সফর 
করত হজ্জ ও যিয়ারত দ্বারা ধন্য হন। তিনি একটা উল্লেখযোগ্য সময় মদীনা 
মুনাওয়ারায় অবস্থান করে হিন্দুস্তানে প্রত্যাবর্তন করেন এবং পাঠদান ও মানুষের 
ইহলোকিক ও পারলৌকিক কল্যাণে ব্যয় করেন। তফসীরে বায়যাবী, মিশকাত, 
হেদীয়া, আদুদী ও তালবীহ্র মত কিতাবাদি তিনি অধিকাংশ সময় পড়াতেন। 

শায়খ মুরাদ ইবন আবদুল্লাহ কাযযানী “যায়লু'র-রাশাহাত” নামক গ্রন্থে 
লিখেন, “তিনি তাঁর শ্রদ্ধেয় পিতার মতই আল্লাহ্‌র নিদর্শনসমূহের মধ্যে অন্যতম 
নিদর্শন ছিলেন। তিনি দুনিয়াকে আলোকিত করেন এবং আপন তাওয়াজ্জুহ ও বুলন্দ 
হালতের বরকত দ্বারা মূর্খতা ও বিদ'আতের অন্ধকার রাশি দুরীভূত করে দেন। 
হাজার হাজার আল্লাহর বান্দা খোদায়ী রহস্যসমূহ সম্পর্কে জ্ঞাত হয় এবং তার 
মুবারক সাহচর্য দ্বারা উন্নত মর্যাদায় অধিষ্ঠিত হয় । কথিত আছে যে, নয় লক্ষ মানুষ 
তীর হাতে বায়'আত হয়। তন্মধ্যে তার খলীফাবৃন্দের সংখ্যা ছিল সাত হাজার । 
এই সব খলীফার মধ্যে শায়খ হাবীবুল্লাহ বুখারীও ছিলেন যিনি তীর যুগে খুরাসান ও 
মা-ওয়ারাউন-নাহ্র-এর সবচে’ বড় বুযুর্গ শায়খ ছিলেন। তার বরকতময় সত্তার 
বদৌলতে বুখারার পরিবেশ বিদ“আতের অন্ধকার থেকে মুক্ত হয়ে সুন্নতের 
আলোয় উদ্ভাসিত হয়ে ওঠে । তিনি তীর চার হাজার মুরীদকে কাষালিয়াতসম্পন্ন 
বানিয়ে তাদেরকে খিলাফত ও এজাধত দিয়ে ধন্য করেন।” 

শায়খ মুহাম্মদ মা'সূম রে) লিখিত “মকতুবাত” (পত্রাবলী) তিন খণ্ডে 
সংকলিত এবং শ্রদ্ধেয় পিতা (হযরত মুজাদ্দিদ আলফেছানী র)-র মকতৃবাতের . 
মতই শরীয়ত ও মা'রিফতের গুঢ় তত্ব ও রহস্য, সুক্ষাতিসৃন্্ম বিষয়াদি ও 
ইশারা-ইঙ্গিত সম্বলিত এবং অধিকাংশই মুজাদ্দিদ সাহেবের সুক্ষ্ম 'ইল্ম ও 
জ্ঞান-বিজ্ঞান-এর ব্যাখ্যা-বিশ্লেষণের মর্যাদা রাখে। 

১০৭৯ হিজরীর ৯ই রবিউল আওয়াল সরহিন্দ শহরেই ইনতিকাল করেন এবং 
সেখানেই তীকে দাফন করা হয়। কবর মুবারক বিখ্যাত এবং সকলের 
যিয়ারত-গাহ হিসাবে মশহুর | 
হুযরত সাইয়েদ আদম বান্ু্রী* 

শায়খে আরিফ ও ওয়ালী-এ কবীর হযরত আদম ইবন ইসমাঈল ইবন 
বাহওয়াহ ইবন ইউসুফ ইবন ইয়াকুব ইবন হুসায়ন হুসায়নী কাসেমী বানুরী, 
নক্শবান্দিয়া সিলসিলার বিখ্যাত বুযুর্গ । তীর শ্রদ্ধেয় পিতা স্বপ্নে তার জন্মের 


১. হযরত শায়খ আদম বানুরীর আলোচনা নুষহাতুল খাওয়াতির-এর ৫ম খণ্ড থেকে গৃহীত যা এখানে অল্পই 
যথেষ্ট বলে বিবেচিত হবে। 


২৮৬ হযরত মুজান্দিদ আলফেছানী (র.) 


সুসংবাদ স্বয়ং নবী করীম সাল্লাল্লাহু “আলায়হি ওয়া সাল্লামের যবান মুবারক থেকে 
পেয়েছিলেন । সরহিন্দের একটি গ্রাম বানুর-এ তিনি জন্মাগ্রহণ করেন এবং 
সেখানেই লালিত-পালিত হন। 

হযরত মুজাদ্দিদ সাহেবের একজন মুরীদ হাজী খিযির রূগানী থেকে মূলতানে 
আধ্যাত্মিকতার সবক হাসিল করেন এবং দু'মাস তীর খেদমতে থেকে শায়খ-এর 
হুকুমে হযরত মুজাদ্দিদ সাহেব রে)-এর খেদমতে হাজির হন এবং সেখানে 
দীর্ঘকাল তীর খেদমতে অবস্থান পূর্বক তরীকতের ইল্ম হাসিল করেন। 
খুলাসাতুল মা‘আরিফ’ নামক গ্রন্থে আছে, শায়খ মুহাম্মদ তাহির লাহোরীর 
খেদমতে তিনি রব্বানী আকর্ষণ লাভ করেন যা তিনি তার শায়খ ইস্কান্দার থেকে 
এবং তিনি তীর দাদা শায়খ কামালুদ্দীন ক্যাথলী থেকে হাসিল করে ছিলেন। 
মোটের ওপর তিনি মর্যাদার সেই আসনে উপনীত হয়ে ছিলেন যা তীর সমকালে 
অনেক বুযুর্ণই পৌছুতে পারেন নি। তীর তরীকা ছিল শরীয়তে মুহাম্মাদিয়্যা ও 
সুন্নতে নাবাবিয়্যার আনুগত্য ও অনুসরণ যা থেকে তিনি কথায় ও কাজে এক চুল 
এদিক ওদিক করতেন না। 

তাঁর থেকে বিপুল সংখ্যক মানুষ উপকৃত হয়। কথিত আছে যে, চার লক্ষ 
মুসলমান তার হাতে বায়'আত হয় এবং তাদের মধ্য থেকে এক হাজার জন প্রচুর 
ইল্ম ও মা'রিফাত হাসিল করেন। বলা হয়ে থাকে, তীর খানকাহয় কোন দিন 
কখনো এক হাজারের কম লোক থাকত না । সকলেই তীর মেহমান হত এবং 
তীর সান্নিধ্য থেকে আধ্যাত্মিক উপকার লাভ করত । “তাযকিরায়ে আদমিয়া” নামক 
গ্রন্থে বলা হয়েছে যে, হযরত সাইয়েদ আদম বানুরী যখন হিজরী ১০৫২ সালে 
সহ সকল শ্রেণীর লোক ছিল । সম্রাট শাহজাহান সে সময় লাহোরেই অবস্থান 
করছিলেন। তীর জনপ্রিয়তায় সম্রাট দুশ্চিন্তায় পড়েন। তিনি তীর উষীর সা'দুল্লাহ 
খানকে শায়খ-এর খেদমতে পাঠান । কিন্তু আলাপ সুখকর না হওয়ায় উযীর 
শায়খ-এর বিরুদ্ধে সম্রাটের কাছে অভিযোগ করেন। ফলে সম্রাট তাকে হারামায়ন 
শারীফায়ন সফরের নির্দেশ প্রদান করেন। অনন্তর তিনি আপন সঙ্গী-সাথী ও 
বন্ধু-স্বজনসহ হেজাযের উদ্দেশ্যে পাড়ি জমান এবং হজ্জ সমাপন শেষে মদীনা 
সুনাওয়ারায় অবস্থান গ্রহণ করেন ও সেখানেই ইনতিকাল করেন। 

ইল্মে হাকীকত ও ইলমে মা'রিফত বিষয়ে তার কয়েকটি পুস্তক-পুস্তিকা 
রয়েছে যার ভেতর ফারসীতে লেখা দু'খঞ্ডে সমাপ্ত “খুলাগ়াতু'্ল-মা'আরিফ” নামক 
একটি কিতাবও রয়েছে যা এভাবে শুরু করা হয়েছে ৪ 


মুজাদিদ () এর দুজন বড় খলীফার হে জ্বরের মাধমে তাঁর ভাজনীদি কর্মের বিভৃতি ও পূর্ণতা সাধন ২৮৭ 


এ 5 এ] SILAS 4D 1১8৯৭ 1৬৮৯ 0৮111 25 41 ৬১৭ 
LE aly 
তাঁর পুস্তকে জ্ঞান-বিজ্ঞানের সুক্ষাতিসুক্ম বিষয়াদি স্থান পেয়েছে। 
শায়খ আদম বানুরী (র) নিরক্ষর ছিলেন। তিনি কারুর থেকে ইল্ম হাসিল 
করেন নি। হিজরী ১০৫৩ সালের ২৩শে শাওয়াল তিনি মদীনা সুনাওয়ারায় 
ইনতিকাল করেন এবং জান্নাতুল বাকী'র সায্যিদুনা হযরত উছমান (রা)-এর পাশে 
তীকে দাফন করা হয়। 


সুজাদ্দিদিয়া মা*সুমিয়্যা সিলসিলা এবং এর মহান বুযুর্গবৃন্দ 

আমরা প্রথমে হযরত খাজা মুহাম্মদ মা‘সূম (র)-এর সিলসিলার মহান 
বুযুৰ্গবৃন্দের সংক্ষিপ্ত আলোচনা করছি যদ্বারা তীর জনপ্রিয়তা ও তীর প্রতি ধাবমান 
জনস্রোত, তার থেকে উপকার লাভের বৃত্তের বিস্তৃতি, মানুষ কি বিপুল সংখ্যায় তার 
দিকে ঝুঁকেছিল এবং কিভাবে পতঙ্গের ন্যায় ঝাপিয়ে পড়েছিল, তীর সান্নিধ্যে বিপুল 
জনসমাগমের উপস্থিতি এবং সে সময়কার মুসলিম সমাজ ও মুসলমানদের 
জীবন-যিন্দেগীর ওপর তীর বিশাল ও গভীর-প্রভাবের কিছুটা পরিমাপ করা যাবে। 
তদের বিস্তারিত হালত ও জীবন-চরিত সম্পর্কে জানতে হলে সে সমস্ত বই-পুস্তক 
অধ্যয়ন করা আবশ্যক যা তীদের সম্পর্কে পৃথকভাবে লেখা হয়েছে কিংবা সে সব 
গ্রন্থ ও সংকলনের দ্বারস্থ হতে হবে যেখানে তাঁদের মোটামুটি আলোচনা এসেছে। 
প্রণীত বিখ্যাত গ্রন্থ *নুযহাতু'ল-খাওয়াতির”-এর ৫ম, ৬ষ্ঠ ও ৭ম খণ্ডের অধ্যয়ন 
যথেষ্ট বিবেচিত হবে। 


হযরত খাওয়াজা সায়ফুদ্দীন সরহিন্দী 

হযরত খাজা মুহাম্মদ মাসুম (র)-এর তরীকার প্রচার-প্রসার এবং এ 
সিলসিলার প্রতিষ্ঠাতা হযরত মুজাদ্দিদ আলফে ছানী (র)-র উদ্দেশ্যে ও লক্ষ্যের 
পূর্ণতা সাধন (যার ভেতর আল্লাহ্‌র সঙ্গে সম্পর্কে নবায়ন, সুন্নাহ অনুসরণের 
রেওয়াজ এবং গর্হিত বিষয়াদি ও বিদআতের উৎখাত বিশেষ গুরুত্বহ) হযরত 
খাজা মুহাম্মদ মা'সুম-এর উপযুক্ত সন্তান ও খলীফা হযরত খাজা সায়ফুদ্দীন 
সরহিন্দী (হি. ১০৪৯-১০৯৬)-র মাধ্যমে হয় যিনি তার শ্রদ্ধেয় পিতার নির্দেশে 
রাজধানী দিল্লীতে অবস্থান গ্রহণ করেন। | 

তীর হাতে সেই খানকাহ্‌র ভিত্তি স্থাপিত হয় যা পরবর্তী কালে হযরত মির্যা 
মাজহার জানে-জানী ও হযরত শাহ গুলাম আলী দেহলভী আধ্যাত্মিক প্রশিক্ষণের 


১. এটি গ্রন্থকারের ব্যক্তিগত পাঠাগারে বিদ্যমান । 


২৮৮ হযরত মুজাদ্দিদ আলফেছানী (র.) 


বিশ্বব্যাপী কেন্দ্রে পরিণত করেন যার আলোয় একদিকে আফগানিস্তান ও তুর্কিস্তান, 
অপর দিকে ইরাক, শাম ও তুরষ্ক আলোকোন্তাসিত হয়ে ওঠে এবং কবির এ কথা 
বাস্তব সত্যে পরিণত হয়, | 
Pfr 12198 ১৬ আন tS 
2৬১ 0 ১০ ৯৪৩০৪ 315৬৯ 

সম্রাট আলমগীর আওরঙ্গযেব (যেমনটি ওপরে বর্ণিত হয়েছে যে, তিনি হযরত 
খাজা মুহাম্মদ মা'সুম-এর হাতে বায়‘আত হয়েছিলেন) হযরত খাজা সায়ফুদ্দীন রে) 
থেকে আধ্যাত্মিক প্রশিক্ষণ লাভ করেন। হযরত খাঁজার শাহী মহলে গমন ও 
দেওয়ালে আঁকা ছবির ব্যাপারে আপত্তি উত্থাপন এবং সম্রাট কর্তৃক তাৎক্ষণিকভাবে 
তা বন্ধ করার নির্দেশ দানের কথা ইতিহাসে এসেছে। খাজা সায়ফুদ্দীন তীর শ্রদ্ধেয় 
পিতাকে এ সম্পর্কে অবহিত করেন এবং খাজা মুহাম্মদ মা'সূম (সম্রাটকে লিখিত 
একপত্রে) এতে আনন্দ প্রকাশ করেন। তিনি লিখছেন £ 

“এ কেমনতরো বড় নি'মত যে, শাহী শাঁন-শওকত ও বাদশাহী দবদবা ও 
আড়ম্বর সত্তেও কলেমায়ে হক কবুল করা এবং একজন নাচিজের কথার প্রভাব 
মেনে নেয়া!” 

খাজা সায়ফুদ্দীন সম্াটের মধ্যে যিকরের আছর জাহির হওয়া এবং সম্রাটের 
সুলৃকের কতকগুলো মনষিল অতিক্রম করা সম্পর্কেও পিতাকে অবহিত করেন 
এবং খাজা মুহাম্মদ মা'সূম এতেও তাঁর আনন্দ ও তৃপ্তির কথা প্রকাশ করেন! এক 
পত্রে তিনি বলেন ৪ 

“বাদশাহ দীনে পানাহর যেই হালতের কথা তুমি উল্লেখ করেছ, যেমন 
লতীফাগ্ডলোর মধ্যে যিক্র প্রবাহিত হওয়া, সুলতানুস্য-যিক্র ও রাবিতা হাসিল 
হওয়া, বিপদের কমতি, কলেমায়ে হক কবুল করা, কোন কোন গর্হিত কাজ-এর 
উৎসাদন ও আবশ্যকীয় বিষয়াদির চাহিদা মিটে যাওয়া সবই বিস্তৃত ভাবে জানতে 
পারলাম । আল্লাহ তা'আলার শোকর জ্ঞাপন করা দরকার । বাদশাহদের কাতারে 
এমনটি দুর্লভই বলতে হবে।”১ 

সম্রাট তাঁর সঙ্গে আধ্যাত্মিক যোগাযোগ অব্যাহত রাখেন। “মা'আছিরে 


/ আলমগীরি*র লেখক মুহাম্মদ সাকী মুস্তাঈদ খান হি. ১০৮০ সালের (১৩ই মুহার্রাম) 


/ 


ঘটনাবলী লিখতে গিয়ে সম্রাটের রাতের প্রথম প্রহরের পর হায়াত বখৃশ বাগান 


১. মকতৃব হযরত খাজা মুহাম্মদ মাসুম, ওয় খণ্ড, পত্র নং ২২০; 


মুজাদিদ (র)-এর দু'জন বড় খলীফার সঙ্গে মপ্কিতদের মাধ্যমে তাঁর তাজদীদি কর্মের বিভৃতি ও পূর্তা সাধন ২৮৯ 


সাহচর্ষে অবস্থানপূর্বক হযরত খাজার পবিত্র বাণী থেকে উপকৃত হওয়া, অতঃপর 
তাঁকে সন্মান ও শ্রদ্ধা জ্ঞাপনের পর শাহী প্রাসাদে প্রত্যাবর্তনের কথা উল্লেখ 
করেছেন।১ 
হযরত খাজার বিশেষ আকর্ষণ ও কুচি ছিল আমরু বি'ল-মাঁরূফ ওয়া নাহী 
'আনি'ল-মুনকার তথা সৎকাজে আদেশ ও অসৎকাজ থেকে নিষেধ-এর প্রতি। এ 
ব্যাপারে তিনি অত্যন্ত কর্মতৎপর ছিলেন । “যায়লু'র-রাশাহাত”-এর গ্রন্থকার শায়খ 
মুরাদ ইবন আবদুল্লাহ্‌ আল-কাষযানীর বর্ণনা মুতাবিক তার এই প্রচেষ্টার ফল 
হয়েছিল এই যে, মনে হচ্ছিল ভারতবর্ষের মাটি থেকে বিদ'আত উৎখাত হয়ে 
যাবে। এরই ওপর ভিত্তি করে তীর শ্রদ্ধেয় পিতা তীকে “মুহতাসিবু'ল-উম্মাহ” 
(উম্মাহর তত্ত্বাবধায়ক, ন্যায়পাল)-উপাধি দিয়েছিলেন। খুবই শক্তিশালী 'প্রভাব 
সৃষ্টিকারী আকর্ষণ শক্তিসম্পন্ন বুযুর্গ ছিলেন। মানুষ তার খানকাহুত্র পাগলের ন্যায় 
উন্যু্ প্রায় অবস্থায় পড়ে থাকত এরই সাথে তিনি বড় আড়ন্বর ও জীকজমকের 
অধিকারী শায়খ ছিলেন। বিভিন্ন রাজ্যের সুলতান ও আমীর-উমারা তীর মজলিসে 
আদবের সঙ্গে দীড়িয়ে থাকত। তীর সামনে তীদের বসার সাহস হত নাঁ। তার 
দিকে জনস্ত্রোতের অবস্থা ছিল এই যে, দৈনিক চৌদ্দ'শ মানুষ দু'বেলা পেট পুরে 
আপন ইচ্ছা ও অভিপ্রায় ঘুতাবিক তীর খানকাহ্‌ থেকে খাবার পেত ।২ 
খাজা সায়ফুদ্দীনের পর তীর খলীফা সাইয়েদ নুর মুহাম্মদ বদায়ূনী (মৃ. ১১৩৫ 
হি.) তদস্থলে সমাসীন হন এবং তীর খানকাহ মুহাম্মদী আলোয় আলোকিত রাখেন। 
আলোচনা একটু পরেই আসবে ।* 
হযরত খাজা মুহাম্মদ ঘুবায়র থেকে 
মাওলানা ফযলে রহমান গঞ্জে মুরাদাবাদী পর্যন্ত 
হযরত খাজা মুহাম্মদ মাসুমের দ্বিতীয় পুত্র ছিলেন হযরত খাজা মুহাম্মদ 
নক্শবন্দ (১০৩৪-১১১৪ হি.)। তিনি হুজ্জাতুল্লাহ নক্শবন্দ নামে মশহুর । হযরত 
খাজা মুহাম্মদ মা'সূম তীকে নিজের স্থলাভিষিক্ত ও খলীফা বানিয়েছিলেন। পিতার 
ইনতিকালের পর তিনি সার্বক্ষণিকভাবে জনগণের হেদায়েত ও পথ-নির্দেশনা দানের 
কাজে মগ্ন হয়ে পড়েন। 
১, মাআছিরে আলমগীরি, এশিয়াটিক সোসাইটি অব বেল, ১৮৭১, পৃ. ৮৪। 
২. যায়লুর রাশাহাত, পূ. ৪৮-৪৯। i f 
৩. চিতলী কবরের খানকাহ মূলত হযরত শাহ গুলাম আলীর যুণে প্রতিষ্ঠিত হয় যিনি এই গৃহকে 
যেখানে হযরত নির্যা সাহেবকে দাফন করা হয়েছিল খরিদ করে মসজিদ ও খানকাহ নির্াণ করেছিলেন। 
০১৯ 


২৯০ হযরত মুজাদ্দিদ আলফেছানী (র.) 


তীর খলীফাদের মধ্যে ছিলেন খাজা মুহাম্মদ যুবায়র (ইবন আবি'ল-'আলা ইবন 
খাজা মুহাম্মদ মা'সুঘ, মৃ. ১১৫১ হি.) । তীর দিকে সত্য পথের পথিকরা এমনভাবে 
ঝুঁকে পড়ে যা সেই যুগে অপর কারুর প্রতি তেমনটি দেখা যায় নি। যখন তিনি ঘর 
থেকে মসজিদে তশরীফ নিতেন অমনি আমীর-উমারা তাদের দোশালা ও পাগড়ী 
ঘর থেকে মসজিদ পর্যন্ত তার গমন পথের ওপর বিছিয়ে দিতেন যাতে তীর পা 
মাটিতে না পড়ে৷ যদি কোন সময় কোন রোগী দেখতে যেতেন কিংবা কারুর 
দাওয়াতে গমন করতেন তখন তার সঙ্গে এত পরিমাণ লোক সওয়ার হয়ে যেত 
যেমনটি সাধারণত রাজা-বাদশাহদের বেলায় দেখা যায়। 

হযরত খাজা মুহাম্মদ যুবায়র অনেক বড় বড় খলীফা রেখে যান যাদের মধ্যে 
তিনজন ছিলেন খুবই বিখ্যাত। একজন ছিলেন হযরত শাহ বিয়াউল্লাহ যার 
খলীফাদের মধ্যে হযরত শাহ মুহাম্মদ আফাক অন্যতম । দ্বিতীয়জন হযরত খাজা 
মুহাম্মদ নাসির আনদালীব ধার পুত্র ও খলীফা হলেন খাজা মীর দর্দ দেহলভী । তৃতীয় 
দেহলভীর পুত্র কুরআনুল করীমের অনুবাদক হযরত শাহ আবদুল কাদির দেহলভী 
বে)! 
বুযুর্গ ছিলেন। হযরত শাহ গুলাম আলী বলতেন, যিনি অবয়বধারী নিসবতে 
মুজাদ্দিদী দেখেন নি তিনি হযরত খাজা যিয়াউল্লাহকে যেন দেখে নেন।২ 

তার খলীফা হযরত শাহ মুহাম্মদ আফাক (হিজরী ১১৬০-১২৫১) কে আল্লাহ্‌ 
তা'আলা ব্যাপক জনপ্রিয়তা দান করেছিলেন এবং খ্যাতির শীর্ষে উন্নীত করে 
ছিলেন৷ দিল্লী থেকে কাবুল পর্যন্ত মানুষ তার থেকে ফয়েয হাসিল করে । কাবুল 
গেলে আফগান বাদশাহ যমান শাহ তাঁর হাতে বায়'আত হন। 

হযরত শাহ মুহাম্মদ আফাক-এর খলীফা ছিলেন:সে যুগের উওয়ায়স হযরত 
মাওলানা ফঘলে রহমান গঞ্জে মুরাদাবাদী রে) (১২০৮-১৩১৩ হি.) যীর শক্তিশালী 
আকর্ষণ ক্ষমতা, গরম নফস, যুহদ ও তাজরীদ; শরীয়তের অনুসরণ, সুন্নাহ ও 
হাদীছের ইলম তথা জ্ঞান, ইশৃকে ইলাহী ও নবী করীম (সা)-এর প্রতি ভালবাসা 
অর্ধ-শতাব্দীর. অধিক কাল ভারতবর্ষের (বিশেষ করে উত্তর ভারতের) গোটা 
পরিবেশকে উত্তপ্ত ও আলোকিত রেখেছিল এবং স্বয়ং তার ভাষায় £ ইশকের 
দোকানের বাজার উত্তপ্ত থাকে 1৩ 
১. প্রাণ্তক্ত, ১৬ পৃ. । 
২, দুরুল মা“আরিফ, মলফুযাতে হযরত শাহ গুলাম আলী । 
৩. দারুল উলূম নদওয়াতুল উলামার অধিকাংশ প্রতিষ্ঠাতা ও নাযেম হযরত মাওলানার মুরীদ ও খলীফা 


ছিলেন! যেমন মাওলানা সাইয়েদ মুহাম্মদ আলী সুঙেরী, নদওয়াতুল উলামার প্রতিষ্ঠাতা ও প্রথম নাহেম, 
. (পরবর্তী পৃষ্ঠার.) 


মুজাদিদ (র)-এর দু'জন বড় খলীফার সঙ্গে সরকতর মাধামে তাঁর তাজদীনি কর্মের বভ্ভত ও রণতা সাধন ২০ 


ভারতবর্ষের দূরদর্শী ও সতর্ক খতিহাসিক এবং খ্যাতনামা জীবন-চরিতকার 
মাওলানা হাকীম সাইয়েদ আবদুল হাই (ঘুবহাতু'ল খাওয়াতির-এর লেখক)-এর 
ভাষায় ৪ 

“ভক্ত ও অনুরক্তেরা পতঙ্ের ন্যায় তার চারপাশে ভীড় জমায় এবং হাদিয়া 
তোহফার বৃষ্টি বর্ষিত হয়। বড় বড় আমীর-উমারা ও রঈস দূরদরাজ ও দূরতিক্রম্য 
এলাকা থেকে ভক্তের ন্যায় এসে হাজির হয় এবং তীকে কেন্দ্র করে জনস্রোত বৃদ্ধি 
পেতে থাকে । তীর গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা এতই বৃদ্ধি পায় যা সে যুগে আর 
কোন শায়খে তরীকতের ছিল না। 

“কাশ্ফ ও কারামতের ঘটনা তীর থেকে এত প্রচুর প্রকাশিত হয়েছে খা 
বিশ্বাস না করে উপায় নেই। এ ব্যাপারে প্রথম যুগের আওলিয়ায়ে কিরামের মধ্যে 
হযরত সায়্যিদুনা আবদুল কাদির জিলানী ব্যতিরেকে এর আর কোন নযীর মেলে 
না!” 
মাওলানা ফযলে রহমান গঞ্জে মুরাদবাদী” নামক পুস্তক দেখুন। 
মির্যা মাজহার জানে জানী এবং হযরত শাহু গুলাম আলী 
শহীদ (হি.১১১১৩) / ১১৯৫ হি) যিনি পঁয়ত্ৰিশ বছর পর্যন্ত তীর পবিত্র সত্তা দ্বারা 
মানুষের অন্তর রাজ্যকে উষ্ণ ও উত্তপ্ত রাখেন, রাখেন আলোকিত এবং রাজধানী 
দিল্লীতে প্রেমের বাজারকে উচ্চতার শীর্ষে নিয়ে পৌছান ৷ হাকীমুল ইসলাম হযরত 
শাহ ওয়ালীউল্লাহ দেহলভীর মত দূরদর্শী সমকালীন বুযুর্গ তীর সম্পর্কে নিন্নরূপ 
সাক্ষ্য দিয়েছেন ৪ 

“ভারতবর্ষের লোকদের অবস্থা আমাদের কাছে প্রচ্ছন্ন নয়। কেননা আমাদের 
জন্ম এখানেই এবং এখানেই আমরা জীবন কাটিয়েছি। আরব দেশ আমি নিজে 


১, নুষহাতুল খাওয়াতির, ৮ম খণ্ড 

২. আসল নাম শামসুদ্দীন হাবীবুল্লাহ, মাজহার তাখান্তুস, পিতার নাম মির্যা জান। সেই সুত্রে আলমগীর , 
মরহুম জানে জানী নাম রাখেন। কেননা সন্তান পিতার জান তুল্য হয়ে থাকে । ফলে সকলের মুখে মুখে 
এই নামই প্রচারিত হয়ে যায়। - 


. | হযরত মুজাদ্দিদ আলফেছানী (র.) 


দেখেছি এবং ব্যাপকভাবে সফরও করেছি। আফগানিস্তান ও ইরানের লোকদের 
অবস্থা সেখানকার বিশ্বস্ত লোকদের মুখে শুনেছি। এসব কিছুর পর এই সিদ্ধান্ত 
গৌছেছি যে, এমন কোন বুযুর্গ যিনি শরীয়ত ও তরীকতের সংকীর্ণ রাস্তা এবং 
" কুরআন ও সুন্নাহর অনুসরণে তার মত সোজা সরল ও দৃঢ়পদ এবং ছাত্রদের নেতৃত্ব 
দান ও দিক-নির্দেশনা দানে তীর অবস্থানগত মর্যাদা এত সমুন্নত ও তাঁর ভাওয়াজ্জহ 
এত শক্তিশালী যে, আমাদের কালে এসব দেশের মধ্যে কোন দেশে ওপরে যার 
আমরা আলোচনা করেছি, পাওয়া যায় না! অতীত যুগে এবং প্রাচীন বুযুর্গদের মধ্যে 
অবশ্য হতে পারে। কিন্তু সত্য বলতে গেলে প্রত্যেক যুগে এমন সব বুযুর্গ অধিক 
সংখ্যায় পাওয়া যায় না, সেখানে এমন যুগে যেখানে ফেত্না-ফাসাদ পরিপূর্ণ 
তেমনটি পাওয়া তো আরও অসম্ভব ।”১ 

হযরত মির্ধা মাজহার জানে জানীর খলীফাদের মধ্যে মা“মূলাতে মাজহারিয়ার 
লেখক হযরত মাওলানা নঈমুন্লাহ বাহরাইটী (মৃ. ১১৫৩-১২১৮ হি.), এবং সে 
কাষী ছানাউল্লাহ পানীপথী (খৃ, ১২২৫ হি.) এবং মাওলানা গুলাম ইয়াহইয়া বিহারী 
(মৃ. ১১৮০ হি.)-র মত খ্যাতনামা উলামা ও মাশায়েখ ছিলেন।২ কিন্তু মির্যা 
সাহেবের সিলসিলা বরং মুজাদ্দিদিয়া তরীকার বিশ্বব্যাপী প্রচার তারই উপযুক্ত 
খলীফা হযরত শাহ গুলাম আলী বাটালতীও৩ (১১৫৬-১২৪০ হি.)-র ভাগ্যে নির্ধারিত 
ছিল। তাকে মুজাদিদিয়া সিলসিলার মুজাদ্দিদ বরং ত্রয়োদশ শতাব্দীতে সুলুক 
ইলাল্লাহ, তাষকিয়া ও ইহসান তথা আত্মশুদ্ধি (যার পরিচিত নাম তাসাওউফ)-র 
মুজাদ্দিদ বলা যথার্থ হবে যার ওপর আরব-অনারব সকল পিপাসার্ত মানুষ আত্মিক 
পিপাসা নিবারণের উদ্দেশ্যে ঝাপিয়ে পড়েছিল । ভারতবর্ষের এমন কোন শহর ছিল 
না যেখানে তার কোন খলীফা ছিলেন না। রেবল এক আম্বালা শহরেই তার 
পঞ্চাশজন খলীফা ছিলেন। স্যার সৈয়দ আহমদ খান তদীয় “আছারু'স-সানাদীদ” 
নামক গ্রন্থে লিখেছেন ৪ 

“আমি হযরতের খানকায় নিজের চোখে রোম, শাম, বাগদাদ, মিসর, চীন ও 
ইথিওপিয়ার লোকদের দেখেছি যে, তারা উপস্থিত হয়ে বায়'আতকরছে এবং 
খানকাহ্‌র খেদমত করাকে চিরন্তন সৌভাগ্য ভাবছে এবং কাছাকাছি শহরগুলোর 
লোকেরা যেমন হিন্দুস্তান, পাঞ্জাব ও আফগানিস্তানের কথা না বলাই ভাল, টিডিডর 
১. কলেমাতে তায়্যিবাত, পৃ. ১৬৪-৬৫; 
২: খলীফা ও বড় বড় মুরীদদের তালিকা চাইলে দ্র. মাকামাতে মাজহারী-এর ৬৪ পৃষ্ঠায় যেসব খলীফার নাম 


দেওয়া হয়েছে তাদের সংখ্যা ৪৩ জন। 
৩. তীর আসল নাম ছিল আবদুল্লাহ; শাহ গুলাম আলী নামেই তিনি বিশ্ববিখ্যাত হয়ে ওঠেন। 


মুজাদিদ (র)-এর দু'জন বড় খলীফার সঙ্গে সম্পর্কিতদের মাধ্যমে তাঁর তাজদীদি কর্মের বিস্তৃতি ও ধর্ণতা সাধন ২৯৩ 


_ ঝাকের মত লাফিয়ে পড়ছে। হযরতের খানকাহতে পীচশ'র কম নয়-ফকীর 
মিসকীন অবস্থান করত এবং সবার রুটি-কীপড় তীর যিশ্মায় ছিল 1”১ 
শাহ রউফ আহমদ মুজাদ্দিদী “দুররু'ল-মা“আরিফ” নামক গ্রন্থে কেবল 
একদিনের শিক্ষার্থীদের জন্মভূমির তালিকা সূচী লিখেছেন যারা ২৮শে জুমাদাল 
লা ১২৩১ হি, দিল্লীর সেই খানকাহ্য় তার থেকে উপকার লাভের মানসে হাজির 
|| 
“সমরকন্দ, বুখারা, গযনী, তাশকন্দ, হিসার, কান্দাহার, কাবুল, পেশাওয়ার, 
কাশ্মীর, সুলতান, লাহোর, সরহিন্দ, আমরোহা, সম্ভল, রামপুর, বারেলী, লাখনৌ, 
তীর এই ব্যাপক ফয়েয দৃষ্টে তীর উপযুক্ত শাগরিদ মাওলানা খালিদ রূমী 
কেদী)-র ফারসী এই কবিতা ঘটনার সঠিক ও হুবহু চিত্র মনে হয়। 


৩ ৪১ Gls Lola ০5 31১০৮ 
০ 3165 ০02 এ ৯৩ ple < 


হযরত শাহ গুলাম আলীর বড় বড় জনীনু্ল কদর খলীফা ছিলেন । তাদের 
মধ্যে হযরত শাহ সা'দুল্লাহ, তার খলীফা শাহ মুহাম্মদ নঈম (মিসকীন শাহ নামে 
খ্যাত) (মৃ ১২৬৪ হি.) ত্ৰয়োদশ শতাব্দীর মধ্যভাগে হায়দরাবাদে আগমন করেন 
এবং লঙ্কা সময় সেখানে অবস্থান করেন। আসিফ জাহ ৬ষ্ঠ আ'লা হযরত মীর 
মাহবুব আলী খান তাঁর মুরীদ ছিলেন 19 শাহ সা'দুল্লাহর দ্বিতীয় খলীফা সাইয়েদ 
মুহাম্মদ পাদশাহ বুখারী (মৃ. ১৩২৮ হি.) 1৫ হযরত শাহ গুলাম আলীর একজন 
খলীফা হযরত শাহ রউফ আহমদ ছাহেব মুজান্দিদী (১২০১-১২৬৬ হি.) ভুপালে 
মুজান্দিদিয়া খানকাহ্‌র ভিত্তি স্থাপন করেন।৬ বাহরাইচে মাওলানা শাহ বাশারত উল্লাহ 
বাহরাইটী (মৃ. ১২৫৪ হি.) মুজাদ্দিদিয়া নক্শবান্দিয়া সিলসিলার প্রচার করেন। 
বুখারায় শায়খ গুল মুহাম্মদ সর্বস্তরের মানুষের শায়খ হিসাবে সকলের মধ্যমণি হন 
এবং তিনি সিলসিলায়ে খ্ুজান্দিদিয়ার ফয়েয সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে 
রেখেছিলেন ।৭ শায়খ আহমদ বাগদাদী কাদিরী বাগদাদ থেকে এসে বায়"আত ও 
এজাযত হাসিল করেন।৮ 
১, আছারু'স-সানাদীদ, ৪র্থ অধ্যায়। ২. দুররস্ল-মা“আরিফ, পৃ. ১০৬। 
৩. ৫৯ পংক্তির কবিতা যা শাহ আবদুল গনী খুহাদ্দিছ দেহলভী গোটাটাই উদ্ধৃত করেছেন। 
৪. মাখবার-এ দাকান, মাদ্রাজ; ২রা জানুয়ারী, ১৮৯৬ খ্রি.। 
৫. যীর খলীফা সাইয়েদ আবদুল্লাহ শাহ সাহেব (মৃ. ১৩৮৪ হি.) যুজাষাতু'ল-মাসাবীহ্র লেখক, দীর্ঘকাল 

ধরে হায়দারাবাদে আপন মিশনে কর্মতৎপর থাকেন। 
৬, যা পীর আবু আহমদ সাহেব এবং তীর ভাগ্যবান পুত্র মাওলানা শাহ মুহাম্মদ ইয়াকুব সাহেব স্ব-স্ব যুগে 
আবাদ করেছেন। 

৭. দুররু'ল-মা'আরিফ, ১২৫ পৃ. । 
৮, প্রাণ, ১৪৪ পৃ. । 


২৯৪ হযরত মুজাদ্দিদ আলফেছানী (র.) 


মাওলানা খালিদ ক্মমী (কুদী) 

ইরাক, শাম ও তুরস্কে হযরত শাহ গুলাম আলী সাহেবের সিলসিলার 
প্রচার-প্রসারের কাজ আল্লাহ তা'আলা একজন কুদী মনীবী বুযুর্গ দ্বারা নেন যার নাম 
সার্বক্ষণিক উৎসাহ, আগ্রহ ও অস্থিরতা নিয়ে মনঘিলের পর মনযিল অতিক্রম করে 
এক বহরে দিল্লীতে এসে উপনীত হন এবং আস্তানায় এসে এমন ভাবে হুমড়ী খেয়ে 
পড়েন যে, সুলুকের পূর্ণ মনধিলগুলো অতিক্রম করে এজাযত ও খেলাফত লাভে 
ধন্য হন। এ সময় তার ধ্যানমগ্নতা ও একাগ্রতার অবস্থা এমন ছিল যে, দিল্লীর 
উলামা ও মাশায়েখ যারা তার ফযীলতপূর্ণ মর্যাদা ও কামালিয়াতের খ্যাতির কথা 
বছর খানেক ধরে শুনে আসছিলেন, সাক্ষাতের জন্য এলে তিনি বলে দিতেন, 
ফকীর যেই উদ্দেশ্যে এখানে এসেছে তা অর্জন করা ব্যতিরেকে কোন দিকে 
মনোনিবেশ করতে পারে না। সে যুগের সমাসীন বিখ্যাত বুযুর্গ সিরাজু'ল হিন্দ 
হযরত শাহ আবদুল আযীয (মুহাদ্দিছ দেহলভী) এসেছেন। শাহ আবু সাঈদ ছাহেব 
ছিলেন তার প্রিয় ছাত্র। তিনি গিয়ে আরয নিবেদন করেন যে, উত্তাযু'্ল হিন্দ 
আপনার সঙ্গে সাক্ষাত করবার জন্য এসেছেন। তিনি তখন বলেন, “তাকে আমার 
সালাম বল গিয়ে এবং এও বল যে, উদ্দেশ্য হাসিলের পর আমি নিজেই গিয়ে তার 
খেদমতে হাযির হব ।” 

দেশে ফিরতেই আল্লাহপ্রার্থীরা পতঙ্গের ন্যায় ঝাপিয়ে পড়ল এবং মানুষ 
এমনভাবে তার দিকে ঝুকল যে, মাওলানা শাহ রউফ আহমদ সাহেব মুজাদ্দিদী 
তদীয় “দুররু”ল-মা'আরিফ” নামক গ্রন্থে ১২৩১ হিজরীর ২৪ শে রজব জুমুআর 
মুবারক নাম শুনে মনযিলের পর মনযিল অতিক্রম করে বাগদাদে মাওলানা খালিদ 
মীর সঙ্গে মিলিত হতে হাজির হন। তিনি মাওলানার জনপ্রিয়তা এবং কিভাবে . 
মানুষ তীর দিকে ধাবিত হচ্ছে সে সম্পর্কে বর্ণনা করতে গিয়ে বলেন যে, প্রায় এক 
লক্ষ মানুষ তার হাতে বায়'আত হয়েছে এবং তীর মুরীদতুক্ত হয়েছে। এক হাজার . 
গভীর পাণ্ডিত্যসম্পন্ন আলিম তাঁর তরীকায় দাখিল হয়ে মাওলানার সামনে বিনয়ের 
সঙ্গে দীড়িয়ে থাকে ।”১ 

স্বয়ং মাওলানা খালিদ হযরত শাহ আবু সাঈদের নামে যেই পত্র লিখেছেন 
তাতে নি“মতের শুকরিয়া হিসাবে লিখেছেন ৪ 

“সমগ্র রোম ভুরেক্ক), আরব, হেজায, ইরাক ও কোন কোন অনারব দেশ এবং 
গোটা কুদ্দিস্তান তরীকায়ে আলিয়া নক্শবান্দিয়ার প্রভাব-প্রতিক্রিয়া ও জযবা ছারা 


১, দুররু'ল মাঁআরিফ, ১৭০ পৃ.॥ 


বিন (এ দন বড় বীর সঙ পিতার গাম তঁ দর তি ওত সাধন ২৯৫ 


মাতাল বিহ্বল এবং রাত-দিন সমগ্র মাহফিল ও মজলিস, মসজিদ ও মাদরাসায় 
হযরত ইমাম রব্বানী মুজাদ্দিদ ও মুনাওয়ার.আলফেছানীর সৌন্দর্য ও প্রশংসাগীত 
ছোট-বড় সকলের মুখে এভাবে লেগে রয়েছে যে, কল্পনাও করা যায় না কখনো 
কোন দেশ ও কোন সময় যুগের কান এমন সঙ্গীতের সুর লহরী শুনতে পেয়েছে 
অথবা আসমান তার চোখ দিয়ে এমন আবেগ-ঘন দৃশ্য ও এমন সমাবেশ 
দেখেছে। ... যদিও এ ধরনের বিষয় আলোচনা এক ধরনের ধৃষ্টতা ও আত্ম- 
প্রশংসার শামিল, এই অধম ফকীর এজন্য লঙ্জিতও বটে, তবুও কেবল বন্ধুদের 
হককে অগ্রগণ্য জেনে সে এই বেয়াদবী করতে সাহসী হয়েছে।”৯ 

আল্লামা ইবনে আবেদীন, আল্লামা শামী নামে মশহুর, দুরুল মুখতার -এর 
শরাহ রদ্দল মুহতার-এর প্রণেতা, মাওলানা খালিদ রূমীর প্রশংসায় “সান্প'ল-হিসাম 
আল-হিন্দী লে-নুসরাতি মাওলানা খালিদ আন-নাকশবান্দী” নামে একটি গ্রন্থই লিখে 
ফেলেন।২ আসলে এ বইটি আরেকটি বইকে রদ করতে গিয়ে লেখা হয়েছিল যেটি 
মাওলানা খালিদ রূমীর বিরোধিতা করতে গিয়ে এবং তাকে পথভ্রষ্ট প্রমাণ করতে 
গিয়ে কতকগুলো ঈর্ধাকাতর ও হিংসুটে স্বভাবের লোক লিখেছিল। 

গ্রন্থের শেষে সংক্ষিপ্ত জীবনীও লেখা হয়েছে। এতে বলা হয়েছে যে, মাওলানা 
খালিদ রূমী সুলায়মানিয়ার নিকটবর্তী কুরাহদাগ নামক কসবা পেক্সী)-য় জন্গ্রহণ 
করেন হিজরী ১১৯০ সনে । সে যুগের বিখ্যাত উত্তাদদের কাছে লেখা-পড়া করেন 
এবং প্রচলিত জ্ঞানের বিভিন্ন শাখায় তালিম হাসিল করেন। যুক্তি বিদ্যা, দর্শন গণিত 
শান্তর, জ্যোতির্বিদ্যা ইত্যাদি শাখায়ও পূর্ণতা লাভ করেন। এরপর সুলায়মানিয়াতে 
ফিরে এসে হেকমত, ইলমে কালাম ও বালাগাত শাস্ত্রের উচ্চ মাপের কিতাবাদি 
পড়াতে থাকেন। ১২২০ হিজরীতে বায়তুল্লাহ শরীফের হজ্জ ও যিয়ারতের সৌভাগ্য 
লাভ করেন। মক্কা মুআজ্জমায় থাকতেই তিনি দিল্লী যাবার গায়বী ইশারা প্রাপ্ত হন। 
প্রথমে সিরিয়ায় ফিরে আসেন। সেখান থেকে জনৈক ভারতীয়ের কাছে হযরত শাহ 
গুলাম আলীর কথা শুনতে পান। তার ওপর ভিত্তি করে তিনি ১২২৪ হিজরীতে 
ইরান ও আফগানিস্তান হয়ে এবং সর্বত্র তাঁর জ্ঞান ও বিদ্যাবত্তার স্বীকৃতি আদায় করে 
লাহোরের পথে পুরো এক বছরে দিল্লীতে এসে উপনীত হন। দিল্লী পৌছে তিনি 
কাসীদায়ে শাওকিয়া লিখেন যার পংক্তিমালা ছিল নিম্নরূপ 8 

JUNI aS ius আখ 
০৫১ ০০ এ ০1৯৮৯ 

১. মাওলানা আবদুস শাকুর লিখিত ৮305 | ১২৯০ ৮2১ ৫৮1 ০১৫১5 «1৬৮০১ নামক নিবন্ধ 


থেকে উদ্ধৃত । 
২. সাজমূ‘আ রাসাইল ইবনে আবিদীন, নতুন সংক্করণ, সোহেল একাডেমী, লাহোর, পাকিস্তান 


২৯৬ হযরত মুজাদ্দিদ আলফেছানী (র.) 


এক বছরও পুরো হয় নি, তিনি পাচ তরীকায় এজাযত ও খেলাফত লাভে ধন্য 
হন। এরপর স্বীয় পীর. ও সুরশিদের হুকুমে দেশে প্রত্যাবর্তন করেন। বাগদাদ 
পৌছে আধ্যাত্মিক প্রশিক্ষণ:-ও জনগণের পথ প্রদর্শনের কাজ ধারাবাহিকভাবে শুরু 
করেন পীচ মাস সেখানে অবস্থান করে. দেশে ফিরে আসেন । ১২২৮ হিজরীতে 
তিনি পুনরায় বাগদাদ প্রত্যাবর্তন করেন। সেখানে তীর অস্বাভাবিক জনপ্রিয়তা ও 
তাঁর প্রতি মানুষের প্রচণ্ড স্রোত লক্ষ করে একদল লোক হিংসাকাতর হয়ে পড়ে 
এবং তার বিরুদ্ধে এক ফেতনা খাড়া করা হয় । বাগদাদের শাসনকর্তা সাঈদ পাশার 
ইঙ্গিতে কতক উলামায়ে কিরাম তা রদ করার উদ্দেশ্যে মোহরাধকিত অভিমত 
প্রদানপূর্বক তীকে এ থেকে মুক্ত ঘোষণা করেন এবং তীর উচ্চ মরতবার 
ফতওয়া প্রদান করেন। কুর্দিস্তান ও কিরকৃকের লোকেরা, ইরবিল, মাওসিল, 
ইমাদিয়া, গায়তার, হলব (আলেপো), শাম, মদীনা সুনাওয়ারা, মক্কা মুআজ্জমা ও 
বাগদাদের হাজার হাজার লোক তাঁর থেকে উপকৃত হয়। 

লেখক এরপর তীর মহান চরিত্র আলোচনা করেছেন এবং তৎ কর্তৃক লিখিত 
গ্রন্থের ভালিকা পেশ করেছেন। তিনি তীর যুগের বিখ্যাত সাহিত্যিক ও কবি শায়খ 
উছমান সনদেরও একটি লেখার কথা উল্লেখ করেছেন যা মাওলানা খালিদ-এর 
জীবনী বিষয়ে লেখা হয়েছে। লেখাটির নাম হ ২১৩ (৮৪ 4১1৬১ 1] ৪৪৯1 
4105 ১১০ শেষে তিনি সিরিয়াকেই স্থায়ী আবাস হিসাবে গ্রহণ করেন। ১২৩৮ 
হিজরীতে তিনি আপন খলীফা ও ঘুরীদদের বিরাট একটি দল নিয়ে সিরিয়া সফর 
করেন। 

অতঃপর গোটা সিরিয়া যেন তার ওপর ভেঙে পড়ে । জনগণের হেদায়েত ও 
আধ্যাত্মিক পথ-নির্দেশনার সাথে সাথে তিনি ইলমে শরী'আতের প্রচার-প্রসার এবং 
মসজিদগুলোর পুনরায় আবাদ করার প্রতি মনোযোগ প্রদান করেন। অবশেষে 
১২৪২ হিজরীর ১৪ই যী-কাণ্দাহ তারিখে প্লেগ রোগে আক্রান্ত হয়ে শাহাদত লাভ 
করেন এবং কাসিয়ুন-এর পাদদেশে তাকে দাফন করা হয়। 

মাওলানা বংশগতভাবে ছিলেন উছমানী অর্থাৎ হযরত উছমান (রা)-এর 
বংশধর । উল্লিখিত গ্রন্থের লেখক তীর একটি স্বপ্ন বর্ণনা করেছেন যে, আমি 
দেখলাম, সায়্যিদুনা হযরত উছমান রো) ইবনে আফফানের ইনতিকাল হয়ে গেছে 
আর আমি তীর জানাযা পড়াচ্ছি। স্বপ্নের কথা শুনে তিনি বললেন, এটি আমার চির 
বিদায়ের ইঙ্গিত । আমি তীর সন্তান বেংশধর)। এই স্বপ্ন তিনি মাগরিবের সময় 
বর্ণনা করেছিলেন এবং মাওলানা খালিদ এশার সালাত আদায় অন্তে ওসিয়ত 
(অন্তিম উপদেশ) করেন ও স্থলাভিষিক্ত নিযুক্ত করেন। এরপর তিনি ঘরে যান এবং 
সেই রাতেই-প্লেগে আক্রান্ত হন ও ইনতিকাল করেন ।১ 


১. সান্তু'ল-হসামু’ল হিন্দী, পৃ. ৩১৮-২৫; মাওলানার সিলসিলা সিরিয়া ও তুরক্কে এখনও বর্তমান । আমি - 
দামিশৃক, হলব ও তুরঞ্ধে এই সিলসিলার অনেক মাশায়েখের সঙ্গে সাক্ষাত করেছি। 


মুজাদিদ (র)-এর দু'জন বড় খলীফার সঙ্গে সম্পর্বিতদের মাধামে তাঁর তাজদীদি কর্মের বশত ও পূর্ণতা সাধন ৭ 


হযরত শাহ আহমদ সাঈদ ও তীর খলীফাবৃন্দ 

হযরত শাহ গুলাম আলী রে)-র মুল স্থলাভিষিক্ত এবং তীর সিলসিলাকে সমগ্র 
বিশ্বে যিনি ছড়িয়ে দিয়েছিলেন তিনি হলেন তার হাতে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত মুজাদ্দিদী 
খান্দানের আশা-আকাজ্কার ম্ধ্য-মণি হযরত শাহ আহমদ সাঈদ ইব্‌ন শাহ আবু 
সাঈদ১ (১২১৭-১২৭৭ হি.) যিনি তার পিতা হযরত শাহ আবু সাঈদ-এর ওফাতের 
পর ১২৫০ হিজরীতে হযরত শাহ গুলাম আলী ও হযরত মির্ধা মাজহার জানে-জানীর 
আসনকে আলোকোজ্জ্বল করে তোলেন এবং পূর্ণ ২৩ বছর (১২৫০-১২৭৩ হি.) 
এবং এঁ বছরই (১৮৫৭ থ্রি. সিপাহী বিশ্বের বছর) বাধ্য হয়ে ভারতবর্ষের 
পিতা-পিতামহদের প্রতিষ্ঠিত খানকাহকে বিদায় জানান । অতঃপর ১২৭৪ হিজরীর 
মুহাররাম মাসে দিল্লী থেকে রওয়ানা হয়ে ৭৪-এর শাওয়াল মাসে মক্কা মুকার্রামায় 
পৌছেন। এরপর মদীনা তায়্যিবায় স্থায়ী আবাস গ্রহণ করেন এবং দু'বছর জীবিত 
থেকে সেখানেই চিরনিদ্রায় শায়িত হন। দু’ বছরের এই স্বল্প সময়ে শত শত তুর্কী 
ও আরব তীর হাতে বায়'আত হয় । জনৈক প্রত্যক্ষদর্শীর বর্ণণা মুতাবিক, “যদি তীর 
হায়াত তীকে আরও কিছু দিন অবকাশ দিত এবং এই সিলসিলা জারী থাকত 
তাহলে তীর মুরীদের সংখ্যা লাখের অংকে গিয়ে পৌদ্ুত।”* 

হযরত শাহ আহমদ সাঈদ (র)-এর খলীফার সংখ্যা নিরূপণ করা দুষ্কর। 
“মানাকিবে আহমাদিয়্যা”৩ তে আশি জনের নাম উল্লিখিত হয়েছে। ভারতবর্ষে তীর 
সিলসিলার প্রচার একদিকে শায়খ দোস্ত মুহাম্মদ কান্দাহারীর মাধ্যমে হয় ধীর 
শ্রেষ্ঠতম খলীফা ছিলেন খাজা উছমান দামানী (মৃ. ১৩১৪ হি.) যিনি ডেরা ইসমাঈল 
খানের মুসা-যাঈ কসবাতে বসে সেখানকার পরিবেশকে প্রেমের উষ্ণতা ও 
নক্শবান্দিয়া নিসবতের প্রশান্তি দ্বারা উন্মাতাল করে তোলেন। তারই শ্রেষ্ঠতম 
খলীফা খাজা সিরাজুদ্দীন (মূ. ১৩৩৩ হি.) এই সিলসিলাকে দূর থেকে দূরতম 
এলাকা পর্যন্ত পৌছে দেন। আল্লাহ্‌ তা'আলা তাকে বিরাট প্রভাব দান করেছিলেন 
এবং তিনি খোদায়ী পথ-নির্দেশনা ও প্রশিক্ষণ, অটুট ইচ্ছাশক্তি ও দৃঢ়তা এবং 
হাদীছে পাকের প্রতি মগ্ন থেকে সঙ্গে আপন পূর্বপুরুষদের মর্যাদামণ্ডিত আসনকে 
ধরে রাখেন ও আবাদ করেন। খাজা সিরাজুদ্দীনের খলীফা হন মুফাসসিরে কুরআন 
ও তাওহীদের দাঈ ওয়া বিছরার ৪ মাওলানা হুসায়ন আলী শাহ (১২৮৩-১৩৬৩ হি.) ৷ 
১, বিস্তারিত জানতে হলে দ্র. নুযহাতুল খাওয়াতির, ৭ম খণ্ড; মকামাতে খাষ্র, মাওলানা শাহ আবুল হাসান 
= যায়দ ফারূকী কৃত। 
২. মকতুবাতে শাহ মুহাম্মদ ওমর ইবৃন শাহ আহমদ সাঈদ বনাম মাওলানা সাইয়েদ আবদুস সালাম হামুবী (র.)। 


৩. শাহ মুহাম্মদ মাজহার লিখিত। 
৪. পশ্চিমা পাঞ্জাবের মিয়ানওয়ালী জেলায়। 


২৯৮ হযরত মুজাদ্দিদ আলফেছানী (র.) 


তীর মাধ্যমে বিরাট আকারে আকীদা-বিশ্বাসের সংস্কার সাধিত হয় এবং নির্ভেজাল 
তাওহীদের আওয়াজ বুলন্দ ও সমুন্নত হয় যার নজীর এ যুগে মেলা ভার 

এ যুগেই মুজাদ্দিদিয়া সিলসিলার একজন বড় শায়খ ছিলেন শাহ ইমাম আলী 
(১২১২-১২৮২ হি.) মকানবী* যীর প্রতি সাধারণ মানুষের ধাবমান স্রোত ও 
জনপ্রিয়তার অবস্থা এমন ছিল যে, তার বাবুর্চি খানায় দৈনিক তিনশ" বকরী যবাহ 
হত ৷* তীর সিলসিলা হযরত আবদুল আহাদ ওয়াহদাত ওরফে শাহ গুল-এর 
মাধ্যমে হযরত মুজাদ্দিদ আলফেছানী পর্যন্ত পৌছে। 

হযরত শাহ আহমদ সাঈদ-এর একজন জলীলু*ল-কদর খলীফা মাওলানা 
সাইয়েদ আবদুস সালাম ওয়াসেতী হাসুভী (১২৩৪-১২৯৯ হি.) যিনি খুবই উচ্চ 
নিসবত ও ছাহেবে ইস্তেকামাত শায়খ ছিলেন খর মাধ্যমে যুক্ত প্রদেশে এই 
তরীকার প্রচার-প্রসার ঘটে ।৪ 

হযরত শাহ আহমদ সাঈদের পুত্র হযরত শাহ আবদুর রশীদ (১২৩৭-১২৮৭ 
হি.) যৌর থেক নওয়াব কালবে আলী খান, রামপুরের শাসক, অধ্যাত্মিক প্রশিক্ষণ 
লাভ করেন) আপন পিতার পর মদীনা মুলাওয়ারায় তীর স্থলাভিষিক্ত হন। অবশেষে 
মন্কা মুকাররামায় এসে গিয়েছিলেন এবং সেখানেই আগ্রহী শিক্ষার্থীদের প্রশিক্ষণ 
দানে লিপ্ত থেকে ইহলোক ত্যাগ করেন। জান্নাতুল মুআন্মাতে তাকে দাফন করা 
হয়। তীরই পুত্র শাহ মুহাম্মদ মাসুম (১২৬৩-১৩৪১ হি.) রামপুর রাজ্যে মা“সুমী 
খানকাহর বুনিয়াদ রাখেন। ৩২ বছর রামপুরে অবস্থান করেন এবং ১৩৪১ 
হিজরীতে মক্কা মুআজ্জমায় ইনতিকাল করেন। তৎপুত্র মাওলানা আবু সাঈদ এখনও 
জীবিত আছেন।৫ 

হযরত শাহ আহমদ সাঈদের দ্বিতীয় পুত্র শাহ মুহাম্মদ মাজহার (১২৪৮-১৩০১ 
হি.) অত্যন্ত শক্তিশালী নিসপবতসম্পন্ন ও কাহীরু'ল-ইরশাদ বুযুর্গ ছিলেন। 
সম্রকন্দ, বুখারা, কাষযান, এরযে রোম, আফগানিস্তান, ইরান, জাধীরাতু'ল-আরব 
(আরব উপদ্বীপ) ও সিরিয়ার শত শত আল্লাহ্‌র পথের পথিক তীর ফয়েষ লাভে ধন্য 
হন। ১২৯০ হিজরীতে মদীনা মুনাওয়ারায় খুবই উন্নতমানের তিনতলা খানকাহ 
নির্মাণ করেন যা রিবাতে মাজহারী নামে মশহুর ৷ এটি মসজিদে নববীর বারু'ন-নিসা 
ও জান্নাতুল বাকী'র মাঝে অবস্থিত (মসজিদে নববীর সাম্প্রতিক সম্প্রসারণের পর 
এর অস্তিত্ব সম্ভবত নেই ।-অনুবাদক)। 
১. কান শরীফ গুরুদাসপুর জেলার একটি কসবা যার পুরনো নাম রত্তর ছত্তর। 
২. বিস্তারিত জানতে দ্র. তাষকিরায়ে বেমিছল রাজখানে রাজোর, মির্যা জাফরুল্লাহ খান, পৃ. ৫০৮-২১। 
৩. বিস্তারিত জানতে হলে দ্র. নুযহাতুল খাওয়াতির, ৭ম খণ্ড। 


৪. মুল পুম্তকটির ১৯৮০ সালে প্রকাশিত সংস্করণ থেকে অনুদিত বিধায় লেখক গ্রন্থকার তীর বেঁচে থাকার 
তথ্য দিয়েছিলেন। বর্তমান খবর অজ্ঞাত।__-অনুবাদক। 


মুজাদিদ (3)-এর দু'জন বড় খলীফার সঙ্গে সম্পর্বিতদের মাধ্যমে তাঁর তাজ কর্মের বিভৃতি ও পূর্ণতা সাধন ২৯৯ 


তৃতীয় পুত্ৰ শাখ মুহাম্মদ ওমর (১২৪৪-৯৮) ৷ হযরত শাহ্‌ আবুল খায়র 
মুজাদ্দিদী তার পুত্র! 
হযরত শাহ আবদুল গনী ৰ 

হযরত শাহ আহমদ সাঈদ-এর উচ্চ 'র্তবাসম্পন্ন ভ্রাতা বিখ্যাত মুহাদ্দিছ হযরত 
শাহ আবদুল গনী (১২৩৫-৯৬ হি.) যিনি দরসে হাদীছ, সুলুক ও তাসাওউফকে 
এভাবে একত্র করেন যার নজীর হযরত শাহ. আবদুল আযীয দেহলভীকে বাদ দিলে 
আর কোথাও মেলা ভার । বাতেনী তথা আধ্যাত্মিক সম্পদ ও মুজাদ্দিদী নিসবতের 
ধারক-বাহক এবং শায়খ-ই কামিল হবার সাথে সাথে তিনি হাদীছের উত্তাদুল হিন্দ 
ও শায়খ-এ ওয়াক্ত ছিলেন যীর হলকায়ে দরসে মাওলানা মুহাম্মদ কাসিম নানুতবী ও 
মাওলানা রশীদ আহমদ গঙ্গৃহীর মত বিখ্যাত সব আলিম ছিলেন এবং হাদীছ চর্চার 
ক্ষেত্রে ভারতবর্ষ অনন্য স্থানের অধিকারী হয়। দেওবন্দ ও সাহারনপুরের মাজাহিরুল 
উলৃম-এর মত বিরাট বিরাট মাদরাসা হাদীছ চর্চার কেন্দ্র হিসাবে অভিহিত হয়। 
১৮৫৭ সালের (সিপাহী) বিপ্লবের পর তিনিও তার ভাইয়ের সঙ্গে হিন্দুস্তান থেকে 
হিজরত করেন এবং মদীনায়ে তায়্যিবায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন। অতঃপর 
তিনি “কানযু'ল উন্মাল”-এর লেখক আল্লামা শায়খ আলী মুত্তাকীর সুন্নত জীবিত 
করত হারামায়ন শারীফায়ন-এ দীর্ঘকাল হাদীছের খেদমতে মশগুল থাকেন এবং 
আরব-অনারব দেশগুলোতে ফয়ে পৌছানোর পর বর্তমানে জান্নাতুল বাকীতে 
চিরনিদ্রায় শায়িত আছেন।১ 

শাহ আবদুল গনী রে)-র তিনজন নামকরা খলীফা ছিলেন খাদের অন্যতম 
হলেন মাওলানা আবদুল হক এলাহাবাদী মুহাজিরে মাকী যিনি সাহিবু'দ-দালাইল বা 
দালাইল প্রণেতা হিসাবে মশহুর (মৃ. ১৩৩৩ হি.) ৷ দ্বিতীয় জন হলেন শাহ আবু 
আহমদ মুজান্দিদী ভূপালী (মৃ. ১৩৪২ হি.) এবং তৃতীয়জন হলেন হযরত শাহ 
রফীউদ্দীন দেওবন্দী, মুহতামিম আওয়াল, দারুল উলুম দেওবন্দ (মৃ. ১৩০৮ হি.) 
যাঁর থেকে হযরত মুফতী আধীঘুর রহমান সাহেব দেওবন্দী (মৃ. ১৩৪৭ হি.) 
খেলাফত পেয়েছিলেন, তীরই খলীফা ও মুজায ছিলেন। হযরত শাহ আহমদ সাঈদ 
এবং হযরত শাহ আবদুল গনী (র) ভারতবর্ষ থেকে হিজরত করে যাবার পর এই 
খানকাহওয়ালা শান যা অর্ধ শতাব্দীর অধিক কাল ধরে আবাদ ছিল, ছিল 
জনসমাগমপূর্ণ, তা খালি হয়ে যায়।২ অবশেষে উক্ত খান্দানেরই নয়নমণি ও 
১. তারই শাগরিদ শায়খ মুহাম্মদ ইয়াহইয়া ব্রিহুতী তীর ও তীর মাশায়েখদের জীবন কাহিনী নিয়ে আরবীতে 

স্বতন্ত্র একটি পুস্তক লিখেছেন যার নাম 1 «০০ EL ০০৪ ২৪১৯ CALI এটি 

বচনাশলৌর সর্বোত্তম নমুনা। 


করেছিলেন। হযরত শাহ আবদুল গনী মদীনা ভায়্যিবা থেকে জওয়াব দেন যে, মাওলানা আবদুস 
সালামকে নিয়ে যাও এবং আমাদের জায়গায় বসিয়ে দাও। এক্ষণে এ জায়গায় বসার সেই সর্বাধিক 
উপযুক্ত। . 


৩০০ হযরত মুজাদ্দিদ আলফেছানী (র.) 


আশা-আকাংক্ষার কেন্দ্র বিন্দু এবং উক্ত খান্দানেরই একজন জলীলু'ল কদর শায়খ 
হযরত শাহ আবুল খায়র মুজাদ্দিদী (১২৭২- ১৩৪১ হি.), যিনি ছিলেন শাহ আহমদ 
সাঈদ সাহেবের ছাহেবে নিসবত ও কামালিয়াতসম্পন্ন পৌত্র, একে আবাদ করেন 
এবং সত্তরই এ খানকাহ জনসমাগমে পূর্ণ হয়ে ওঠে ।১ 

হযরত মুজাদ্দিদ (র)-এর খান্দান অধঃস্তন চতুর্থ ও পঞ্চম পুরুষের পর সরহিন্দ 
থেকে বের হয়ে চতুর্দিকে ছড়িয়ে পড়ে। এতে পূর্বপুরুষদের কবরের সেবায়েত- 
গিরি থেকে হেফাজত করা ছাড়াও (যার বহু দুঃখজনক খারাবী অভিজ্ঞতা ও 
পর্যবেক্ষণে ধরা পড়েছে) হযরত সুজান্দিদের তরীকার প্রচার-প্রসার এবং দাওয়াত ও 
তাবলীগের বহুবিধ কল্যাণ লুক্কায়িত ছিল অনন্তর একটি শাখা কাবুলে (যার শেষ 
কেন্দ্র বা মারকায ছিল জাওয়াদ)২ সম্মান ও মর্যাদা, কল্যাণ ও জনগণের পথ 
প্রদর্শনের কাজের সঙ্গে অবস্থান করে । হযরত নূরুল মাশায়েখ শায়খ ফলে ওমর 
সুজাদ্দিদী ওরফে শের আগা এ শাখার সঙ্গে সম্পর্কিত ছিলেন যাদের মুরীদদের 
সংখ্যা শত শতের উর্ধ্বে ছিল এবং পাক-ভারতে ছড়িয়ে ছিটিয়ে ছিল 1৩ তীর কনিষ্ঠ 
ভ্রাতা শায়খ মুহাম্মদ সাদেক সুজাদ্দিদী মধ্য গ্রাচ্যে আফগানিস্তানের সাবেক রাষ্ট্রদূত 
এবং রাবেতায়ে আলমে ইসলামীর প্রতিষ্ঠাতা সদস্য । আপন ইল্ম, কল্যাণকামিতা, 
তাকওয়া এবং মুসলমানদের নানাবিধ সমস্যা-সংকটের ব্যাপারে গভীর আগ্রহের 
কারণে তাকে আরব দেশগুলোতে সম্মানের চোখে দেখা হতো। জনগণের এই 
আন্দোলনে এই দুই ভাই কেন্দ্রীয় ও নেতৃসুলভ ভূমিকা পালন করেছিলেন যার 
পরিণতিতে আমীর আমানুল্লাহ খানকে সিংহাসন থেকে পদত্যাগ করতে হয় এবং 
নাদির শাহ সিংহাসন আসীন হন ।৪ 

সিন্ধৃতেও এই খান্দানের একটি অভিজাত শাখা কসবা টেওু সায়েদাদ, 
হায়দরাবাদ ও সিন্ধুতে বসবাস করে আসছিল । উক্ত শাখায় খাজা মুহাম্মদ হাসান 
মুজাদ্দিদী ও তীর পুত্র হাফিজ মুহাম্মদ হাশেম জান মুজাদ্দিদী ছিলেন খুবই বিখ্যাত 
ও বিশিষ্ট ৷ মদীনা তায়্যিবায় ও মন্কা সুকারামায়ও মুজান্দিদী খান্দানের শাখা বর্তমান । 
তারা বেশভূষা ও আচার-আচরণে এবং খান্দানী এতিহ্য রক্ষার সাথে সাথে জীবিকা 


১. বিস্তারিত জানতে দ্র. মাকামাতে খায়র, মাওলানা শাহ আবুল হাসান খায়দ ফারূকী, সাজ্জাদানশীন, খানকাহ 
হযরত শাহ আবুল খায়র (র)। 

২. নিতান্তই আফসোস যে, রাশিয়ান ফৌজের আক্রমণ এবং সমাজতন্ত্রী আফগান সরকারের হস্তক্ষেপে এই 
কেন্দ্রটি ধ্বংসত্তূপে পরিণত হয়েছে এবং এটি যারা আবাদ রাখতেন সেই সব উলামায়ে কিরাম আজ 
নির্বাসিত। লেখক ১৯৭৯ সালে আফগানিস্তান ও ইরান সফর কালে কেন্দ্রটি জন-সমাগমে পূর্ণ দেখেছিল 
এবং মাওলানা মুহাম্মদ ইবরাহীম নূরুল মাশায়েখের সঙ্গে সাক্ষাত ঘটেছিল। 

৩. ২৫ শে সুহার্রাম, ১৩৭৬ হিজরীতে তীর ইনতিকাল হয়। লেখকের মন্কা মুআজ্জমা ও লাহোরে তীর 
সঙ্গে সাক্ষাত হয়েছিল। 

8. দরিয়ায়ে কারুল ছে দরিয়ায়ে ইয়ারমূক তক, লেখককৃত ৪২-৪৩ পৃ.। 


মুজাদিদ (র)-এর দু'জন বড় খলীফার সঙ্গে সম্পর্কিতদের মাধ্যমে তাঁর তাজদীদি কর্মের বিস্তৃতি ও পূর্ণতা সাধন ৩০১ 


অর্জন ও পারলৌকিক চিন্তা-ভাবনার সৌজন্যমূলক পেশায় নিয়োজিত আছেন ও 
সুনামের সঙ্গেই আছেন। 
আহ সানিয়া সিলসিলা ও তার শ্রেষ্ঠ মাশায়েখবৃন্দ 
| hE La Ln iOS OE USGS Dg SS 
তরীকার ছানা বিশেষ এবং তারই কোলে তিনি লালিত-পালিত ও প্রশিক্ষণপ্রাপ্ত, 
কিন্তু আপন উন্নত সামর্থ্য ও ভাগ্যবান প্রকৃতি বা স্বভাবের কারণে সিলসিলায়ে 
মুজাদ্দিদিয়া নক্শবান্দিয়ার মধ্যেও এক বিশেষ রঙের ধারক-বাহক এবং একটি 
তরীকার প্রতিষ্ঠাতাও বটেন যা বহু মুজতাহিদসুলভ বিশিষ্টতার কারণে “তরীকায়ে 
আহসানিয়া” নামে নামকরণ হয় ৷ হিকমতে ইলাহীর অপার নিদর্শনই বলতে হবে 
যে, যেই শাখার বুনিয়াদ একজন নিরক্ষর লোকের হাতে পড়ল তারই ভাগে 
কিরাম, বই-পুস্তক ও কিতাব সুন্নাহর প্রকাশক, দাঈ ইলাল্লাহ ও সংস্কারক বিখ্যাত 
দীনি মাদরাসার প্রতিষ্ঠাতা এবং লেখক ও গবেষক পড়ল এবং তিনি এ ব্যাপারেও 
তীর মহান পূর্বপুরুষের সুন্নাহ্‌র অনুসারী এবং তীর উত্তরাধিকারী ৷ হাকীমুল ইসলাম 
হযরত শাহ ওয়ালীউল্লাহ দেহলভী (র), সিরাজুল হিন্দ হযরত শাহ আবদুল আযীয, 
দা'ঈ ইলাল্লাহ ও মুজাহিদ ফী সাবীলিন্লাহ হযরত সাইয়েদ আহমদ শহীদ রে) ও 
মাওলানা শাহ ইসমাঈল শহীদ, মুসনাদুল হিন্দ হযরত শাহ ইসহাক দেহলভী, দারুল 
উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা মাওলানা মুহাম্মদ কাসিম নানুতবী, আলিমে রব্বানী 
হযরত মাওলানা রশীদ আহমদ গঙ্গুহী রে) এই আহসানিয়া সিলসিলার মহান বুযুর্গ ও 
শায়খদের মাধ্যমে যুজাদ্দিদিয়া নক্শবান্দিয়ায় দাখিল ও এজাযত ও খেলাফত লাভ 
করেন। 
পর্যবেক্ষক ও বিভিন্ন নিসবতের সৃষ্ম রহসযবিদ হযরত সাইয়েদ আদম বানুরী 
সম্পর্কে খুবই সমুন্নত ভাষা ব্যবহার করেছেন এবং তাকে সুলুক ও ইহসান শাস্ত্রের 
তথা ইলমে তাসাওউফের মুজতাহিদ ও স্বতন্ত্র সিলসিলার প্রতিষ্ঠাতাদের মধ্যে গণ্য 
করেন। 

হযরত সাইয়েদ আদম বানুরী রে)-র খলীফাদের সংখ্যা অনেক বেশী ছিল 


এবং তাদের সংখ্যা নিরূপণ করা এই সংক্ষিপ্ত অধ্যায়ে বেশ কঠিন। .. 


৩. লেখক ১৯৪৪ সালে হযরত শাহ মুহাম্মদ হাসান মুজাদ্দিদীর সঙ্গে তার কসবা ও খানকাহর সাক্ষাত 
করেন। তিনি বিজ্ঞ আলেম ও গ্রন্থকার ছিলেন, না * 
নিজামুদ্দীনে আসা-যাওয়া ছিল এবং লেখকের জন্মভূমি দায়েরাহ শাহ আলামুগ্লাহ রায়বেরেলীতেও তিনি 
একবার তাশরীফ এনেছিলেন। কাবুল ও ভু সায়েদাদ-এর দুই মুজাদিদী শাখা হযরত শারখ গুলাম - 
মুহাম্মদ মা'সুম (মো'সুয় ছানী বা ২য় মাসুম ন মশহুর)-এ গিয়ে মিলে যায় যিনি হযরত খাজা মুহাম্মদ 
মা'সুম-এর পৌত্র ছিলেন। 


৩০২ হযরত মুজাদ্দিদ আলফেছানী (র.) 


নুযহাতু’ল-খাওয়াতির” নামক গ্রন্থে নিম্নোক্ত নামণ্ুলো এসেছে যাঁদের হযরত 
সাইয়েদ বানুরী রে) থেকে নিসবত প্রাপ্তি ও মুরীদ হওয়া এবং কারুর কারুর 
এজাযত ও খেলাফত প্রাপ্তি ঘটেছে। নামগুলো নিম্নরূপ ৪ 

দেওয়ান খাজা আহমদ নাসীরাবাদী (মৃ. ১০৮৮ হি.), শায়খ বায়েষীদ কাসূরী 
(মৃ. ১০৯০ হি.), শাহ ফতহুল্লাহ সাহারন পুরী (মৃ. ১১০০ হি.) ও শায়খ সা'দুল্লাহ 
বিলখারী লাহোরী মে. ১১০৮ হি.) ৷ কিন্তু তার সিলসিলার প্রচার-প্রসার নিম্নোক্ত, 
চার জন্য খলীফার ছারা হয় যা তার মুজতাহিদসুলভ তা‘লীম ও তরবিয়তের নমুনা 
ও স্থৃতিস্বরূপ £ (১) হযরত সাইয়েদ শাহ আলামুন্লাহ্‌ হাসানী (মৃ. ১০৩৩ হি.), (২) 
হযরত শায়খ সুলতান বালয়াবী, (৩) হযরত হাফিয সাইয়েদ আবদুল্লাহ আকবরাবাদী 
ও (8) শায়খ মুহাম্মদ শরীফ শাহ আবাদী 1১ 
হযরত সাইয়েদ শাহ আলামুল্লাহ ও ভার খান্দান 

হযরত সাইয়েদ শাহ আলামুল্লাহ২ সম্পর্কে হযরত সাইয়েদ আদম বানুরী 
হিজরতের সময় বলেছিলেন, “সাইয়েদ! সম্পর্ক মযবুত করে যাও এবং আপন 
জায়গার বসে যাও। তোমার মাশায়েখের নিসবত অযোধ্যায় এমন হবে যেমনটি 
তারকারাজির মাঝে প্রদীপ্ত সূর্যের” ৷ খাজা মুহাম্মদ আমীন বাদাখশী, যিনি হযরত 
“দুনিয়ার গন্ধও তীর পাশে ঘেষতে দিতেন না। ভারতবর্ষ এবং আরবেও তার 
তাকওয়া-পরহ্যগারী ও দীনের ক্ষেত্রে দৃঢ়তা ছিল প্রবাদ বাক্যের মত খা সবার 
মুখে মুখে ফিরত । অধিকাংশ লোক তাকে দেখে বলত, সম্ভবত সাহাবায়ে কিরাম 
(রা) এমনটিই হয়ে থাকবেন” ।৩ “বাহরে যুখার” প্রণেতা তীর তাষকিরায় এই কথা 
লিখেছেন, 

£0৯2 0254 ০০৪১ 0255 Slay MLS Ul! এল al 
Sal পালন ১৯,1০৫ 4৮৯০০ Sls এগ ১৪৫০ বিডিও 4৪০5 

এ ৬০৪৬০ 4589০5850৮৯ 


১. তার একজন বড় খলীফা আবদুন নবী (শাম জুরাসী, জেলা জলঙ্কার) যিনি তীর যুগে একজন ওলী আরিফ, 
শক্তিশালী নিসবতসম্পন্ন শায়খ ছিলেন এবং খাঁর বেলায়েত ও মহান শানের ব্যাপারে সে যুগের লোকেরা 
একমত ছিল । শাহ ওয়ালী উল্লাহ “ইনতিবাহু ফী সালাসিলি আওলিয়াল্লাহ" নামক খস্থে তার একটি সুক্ষ্ম 
পত্র উদ্ধৃত করেছেন। বিস্তারিত দ্র. নুখহাতু'ল-খাওয়াতির, ৬ষ্ট খণ্ড। 

২, বিস্তারিত জানতে হলে দেখুন মাওলানা গোলাম রসূল মেহের কৃত “সাইয়েদ আহমদ শহীদ,” ১ম খণ্ড, 
বর্তমান লেখককৃত “সীরাতে সাইয়েদ আহমদ শহীদ” ১ম খণ্ড, “ভাষকিরায়ে শাহ আলামুল্লাহ” মওলবী 
মুহম্মদ আল-হাসানী মরহুম কৃত এবং হযরত শাহ ওয়ালীউল্লাহ রে)-এর “আনফাসু'ল-আরিফীন” নামক 
গ্রন্থেও তীর সম্পর্কে আলোচনা ক্রেছেন। দেখুন ১২ পৃ.। 

৩. নাতাইজু'ল-হারামায়ন, শায়খ আবদুল হাকীমের বরাতে: 


মুজাদিদ (এর দুজন বড় বীর সদে পির মাধমে তর তাজ কের বস্তি পভ সাধন ৩০৩ 


“তার বক্তব্য হল, (যখন তিনি হজ্জ সফর করেন তখন) মকা সুআজজ্জমা ও 
মদীনা মুনাওয়ারার লোকেরা তার এই কর্মশক্তি, সুন্নতের পূর্ণ অনুসরণ, অটুট 
ইচ্ছাশক্তি ও দৃঢ় সংকল্প দৃষ্টে বলতেন, ১ 215 15% অর্থাৎ শাহ আলামুল্লাহ এ 
যুগে আবু যর গিফারী (রা)-এর আদর্শ নমুনা এবং এই উক্তি হারামায়ন 
শ্বারীফায়ন-এ সকলের মুখে মুখে প্রচারিত হয়ে গিয়েছিল। সুন্নতে নববীর এই 
পরিপূর্ণ অনুসরণেরই পরিণতি ছিল যে, যে রাত্রে তিনি ইনতিকালে করেন সেই 
রাত্রে সম্রাট আলমগীর বে) স্বপ্ন দেখেন, আজ রাত্রে রসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু ‘আলায়হি 
ওয়া সাল্লাম ইনতিকাল করেছেন। এরূপ স্বপ্নদৃষ্টে সম্রাট খুবই দুশ্চিভাযুক্ত হন। 
উলামায়ে কিরামের কাছে স্বপ্নের তাবীর (ব্যাখ্যা) জানতে চাইলে তীরা বলেন, 
এই রাত্রে সাইয়েদ শাহ আলামুন্লাহ্র ইনতিকাল হয়ে থাকবে । তিনি সুন্নত 
অনুসরণের ক্ষেত্রে রসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু ‘আলায়হি ওয়া সাল্লামের পরিপূর্ণ পদাংক 
অনুসারী । সরকারী সুত্রে পরে জানা গিয়েছিল যে, এ রাত্রেই তিনি ইনতিকাল - 
করেন” ।১ 
তার খান্দানে আহসানিয়া সিলসিলা অব্যাহত ভাবে চলতে থাকে ধার মধ্যে তীর 
গর্থ সন্তান হযরত সাইয়েদ মুহাম্মদ (মৃ. ১১৫৬ হি.), তীর পুত্র হযরত সাইয়েদ 
মুহাম্মদ আদল ওরফে শাহ লাল (১৯৯২), সাবের ইবন সাইয়েদ আয়াতুল্লাহ ইবন 
শাহ আলামুন্রাহ (মৃ. ১১৬৩ হি.) হযরত শাহ আবু সাঈদ ইব্‌ন সাইয়েদ মুহাম্মদ 
মিয়া ইবন সাইয়েদ আয়াতুল্লাহ ইবন শাহ আলামুল্লাহ (মূ. ১১৯৩ হি.), হযরত 
সাইয়েদ মুহাম্মদ ওয়াষেহ২ ইবন সাইয়েদ মুহাম্মদ সাবের, মাওলানা সাইয়েদ মুহাম্মদ 
জাহির হাসানী (মৃ. ১২৭৮ হি), মাওলানা সাইয়েদ খাজা আহমদ ইবন ইয়াসীন 
নাসীরাবাদী (মৃ. ১২৮৯ হি.) এবং হযরত শাহ খিয়াউন নবী (মৃ. ১৩২৬ হি.) বিরাট 
মর্যাদাসম্পন্ন বুযুর্গ ছিলেন, শায়খ ছিলেন যাদের মাধ্যমে হাজার হাজার মানুষের 
ঈমান ও ইহসানের মূল্যবান সম্পদ, শরীয়তের ওপর আমল ও সুন্নতের অনুসরণ 
করার তৌফিক লাভ হয়েছিল ।৩ 
শায়খ সুলতান বালিয়াবী 
বালিয়াবী1৪ “নাতাইজু'ল-হারামায়ন” নামক গ্রন্থ থেকে জানা যায় যে, তিনি হযরত. 
১. বাহরে যুখার (শায়খ ওয়াজীহদ্বীন আশরাফকৃত) এ বিস্তারিত এবং “দুররু'ল-মা“আরিফে” (হযরত শাহ 
গুলাম আলী (র)-এ বাণী সংকলন (মলফুযাত); হযরত শাহ রউফ আহমদ মুজাদ্দিদী সংকলিত, পৃ. ৪৬ 
সংক্ষেপে স্বপ্নের কথা বর্ণিত হয়েছে। 

২. তীর ওফাত হয় ত্রয়োদশ শতাব্দীর দিকে। 

৩. দ্র. নুযহাতুল খাওয়াতির, ৬ষ্ঠ ও ৭ম খণ্ড) । 


৩: বালিয়া বিহার প্রদেশের গঙ্গা নদীর ধারে অবস্থিত ছিল। বর্তমানে জায়গাটি লাখমিনা (জেলা বেগো 
সরাঈ) নামে মশহুর । যুঙ্গের-এর সামনাসামনি নদীর অপর পাড়ে অবস্থিত। 


৩০৪ হযরত মুজাদ্দিদ আলফেছানী রে.) 


সাইয়েদ আদম-এর বড় খলীফাদের মধ্যে ছিলেন। অধিকাংশ ক্ষেত্রেই তীর নাম 
হযরত সাইয়েদ শাহ 'আলামুল্লাহ্‌ (র)-র সঙ্গে উচ্চারিত হয় ১. : 
হযরত হাফিয সাইয়েদ আবদুল্লাহ আকবরাবাদী এবং 
ওয়ালীউল্লাহ সিলসিলা 
আকবরাবাদী যীর মাধ্যমে তীর সিলসিলার সর্বাধিক প্রচার ও প্রসার ঘটে । হাকীমুল 
(মৃ. ১১৩১ হি.) ভীরই খলীফা এবং তৎকর্তৃক প্রশিক্ষণপ্রাপ্ত ছিলেন।২ হযরত শাহ 
ওয়ালীউল্লাহ এবং শাহ আবদুল আধীয-এর সিলসিলা যার ভেতর হযরত সাইয়েদ 
আহমদ শহীদ (র), এরপর তীর মাধ্যমে হযরত হাজী আবদুর রহীম শহীদ 
বেলায়েতী, মিঞাজী নুর মুহাম্মদ ঝিনঝিনাভী এবং তীর মাধ্যমে শায়খুল আরব 
ওয়া'ল-আজম হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মাকী এবং তীর খলীফা মাওলানা 
কাসেম নানুতবী, হযরত মাওলানা রশীদ আহমদ গঙ্গুহী, হাকীমুল উন্মত হযরত 
মাওলানা আশরাফ আলী থানবী, অতঃপর মাওলানা রশীদ আহমদ গলৃহীর মাধ্যমে 
হযরত শায়খুল হিন্দ মাওলানা মাহমুদ হাসান দেওবন্দী, হযরত শাহ আবদুর রহীম 
রায়পুরী, হযরত মাওলানা খলীল আহমদ সাহারনপুরী ও মাওলানা সাইয়েদ হুসায়ন 
আহমদ মাদানী; হযরত শাহ আবদুর রহীম রায়পূরীর খলীফাদের মধ্যে হযরত 
মাওলানা আবদুল কাদের রায়পূরী এবং মাওলানা খলীল আহমদ সাহারন পুরীর 
খলীফাদের মধ্যে হযরত মাওলানা মুহাম্মদ ইলিয়াস কানদেহলভী, তাবলীগি 
সিলসিলার প্রতিষ্ঠাতা এবং হযরত শায়খুল হাদীছ মাওলানা মুহাম্মদ যাকারিয়া সাহেব 
মুজাদ্দিদিয়া আহসানিয়া সিলসিলার সঙ্গে নিসবতযুক্ত এবং তারা সকলেই এই 
তরীকায় এজীযতণ্রাপ্ত ও ছাহেবে ইরশাদ ছিলেন। 

হযরত শাহ ওয়ালীউল্লাহ এবং শাহ আবদুল আযীয দেহলভী সম্পর্কে এই 

অধ্যায়ে কিছু লেখা সম্ভব নয়। কেননা “এই উত্তাল সমুদ্র অতিক্রম করতে হলে 
বিশালাকার জাহাজ দরকার ৷” 


-. ১, আফসোস যে, তার জীবন-কাহিনী ও মলফুযাত সংরক্ষিত নয়। এখন এই কসবায় তীর খান্দান বসবাস 


করছে। 
২. হাফিয সাইয়েদ আবদুল্লাহ আকবরাবাদীর মর্যাদা ও প্রশংসনীয় গুণাবলী সম্পর্কে জানতে হলে দ্র. 
আনফাসু'ল-আরিফীন” পৃ. ৬-১৫। হযরত শাহ আবদুর রহীম-এর জীবন-কাহিনী ও কামালিয়াত সম্পর্কে 
. হযরত শাহ ওয়ালীউল্লাহ' আনফাসু'ল-আরেফীন” লিখেছিলেন এবং বিস্তারিতভাবে তীর ও তার খান্দান 
সম্পর্কে আলোচনা করেছেন। এটি ১৩৩৫ হিজরীতে মুজতাবাঈ প্রেস থেকে মুদ্রিত হয়। দেখুন 
১৫-৮৭ পৃ.। 


মুজাদিদ (র)-এর দু'জন বড় খলীফার মহ সনদর্কিতদের মাধ্যমে তাঁর ভাজি কর্মে বত ও গুতা সাধন ৬০৫ 


তাদের সম্পর্কে আলোচনা করতে চাইলে এই সিরিজের একটি পূর্ণাঙ্গ স্বতন্ত্র 
খণ্ড আবশ্যক যা সম্ভবত এই সিরিজের পঞ্চম খণ্ড হবে। হযরত মির্যা মাজহার 
জানে-জানী সম্পর্কে হযরত শাহ ওয়ালী উল্লাহ দেহলভীর সাক্ষ্য ইতোপূর্বে বর্ণিত 
হয়েছে। শাহ ওয়ালীউল্লাহ দেহলভী সম্পর্কে হযরত শাহ গুলাম আলী “মকামাতে 
মাজহারী” তে মির্ধা সাহেবের নিম্নোক্ত উক্তি উদ্ধৃত করেছেন। 

“শাহ ওয়ালীউল্লাহ সাহেব এক নতুন তরীকা স্পষ্ট করে বিবৃত করেছেন। 
হাকীকত ও মা'রিফাতের গুড় রহস্যসমূহ ও জ্ঞান-বিজ্ঞানের সৃক্ষাতিসূন্ ও গুপ্তভেদ 
বর্ণনার ক্ষেত্রে তীর একটি বিশেষ পদ্ধতি রয়েছে৷ উলামায়ে কিরামের মধ্যে তিনি 
“রব্বানী” (স্বর্গীয়) উপাধি পাবার হকদার ৷ সেই সব তত্তবজ্জ সৃফীদের মধ্যেও খীরা 
জাহিরী ও বাতেনী ইলমের সমন্বয়ক ছিলেন, এ ধরনের লোক হাতে গোনার যোগ্য 
খবীরা তীর মত নতুন ইল্ম ও বিষয় সম্পর্কে মুখ খুলেছেন” ৷? 

ইমামে মা‘কুলাত তথা বোধগম্য বন্তুনিচয়সমূহের ইল্মের ইমাম আল্লামা 
ফযলে হুক খায়রাবাদী যখন শাহ ওয়ালীউল্লাহ দেহলভী লিখিত “ইযালাতু'ল-খাফা” 
এক গভীর সমুদ্র যার কুল-কিনারা চোখে পড়ে না।” বিখ্যাত আলিম মুফতী 
এনায়েত আহমদ কাকুরভী বলেন, “শাহ ওয়ালীউল্লাহ সাহেবের উপমা ‘তুবা' 
বৃক্ষের ন্যায় যার শেকড় তীর ঘরে এবং এর শাখা-প্রশাখা প্রতিটি মুসলমানের ঘরে 
বিস্তৃত ৮৯ - 

* ত্যরত শাহ আবদুল আযীয সাহেব সম্পর্কে যতটুকু বলা যায় তাহল এই যে, 
তীর সামশ্িকতা, যুক্তি ও দর্শনশান্তরীয় বিষয়, কুরআন-হাদীছ সম্পর্কিত বিষয়াদি ও 
সাহিত্য বিষয়ে একই রূপ দক্ষতা, পাঠদান শক্তি, ইলমে হাদীছের প্রচার-প্রসার, 
আধ্যাত্মিক জ্ঞান, সর্বোত্তম প্রশিক্ষণ, রচনাশক্তি, কথার মিষ্টতা, উদার চরিত্র, 
ভারতবর্ষের মুসলিম সিল্লাতের জন্য দিলের ব্যথা ও অন্তর্ভ্ালা ও ব্যাপক অবদানের 
ক্ষেত্রে তার জুড়ি মেলা ভার 
হযরত সাইয়েদ আহমদ শহীদ ও তার জামা“আত 

হ্যরত সাইয়েদ আহমদ শহীদ সম্পর্কে যা বলা যায় তাহল, তীর বিশেষ সম্পর্ক 
ভলিউম আকারের গ্রন্থ লিখিত হয়েছে। এসব গ্রন্থের মধ্যে মাওলানা গোলাম রসূল 
মেহের লিখিত ৪ খণ্ডে সমাপ্ত সাইয়েদ আহমদ শহীদ (র) এবং বর্তমান লেখক 
১. মকামাতে মাজহারী, মাতবায়ে আহমদী সং, ৬০-৬১ পৃ. । 

২. বিস্তারিত দ্র. নুযহাতু'ল-খাওয়াতির, ৬ষ্ট খণ্ড; 
বস বিজ্ঞানত জানতে চইলা নম খণ্ড 


৩০৬ হযরত মুজাদ্দিদ আলফেছানী (র.) 


কর্তৃক লিখিত ২খপ্ডে সমাপ্ত “সীরাতে সাইয়েদ আহমদ শহীদ” (র) অধ্যয়ন যথেষ্ট 
বিবেচিত হবে 1৯ সে যুগেও ভারতবর্ষের ইতিহাসের ওপর যেই গভীর প্রভাব পড়ে 
এবং তার থেকে আল্লাহ তা'আলা সৃষ্টিকুলের হেদায়েত তথা পথ-প্রদর্শন, 
ইসলামের প্রচার-প্রসার ও সংরক্ষণের যেই বিশাল কাজ নিয়েছেন সে সম্পর্কে 
কয়েকটি সাক্ষ্যই যথেষ্ট মনে করছি। 

সে যুগের একজন দৃষ্টিসম্পন্ন আলিম মওলভী আবদুল আহাদ সাহেব লিখেছেনঃ 

“হযরত সাইয়েদ সাহেবের হাতের ওপর চন্লিশ হাজারের অধিক হিন্দু ও 
অমুসলিম ইসলাম গ্রহণ করে মুসলমান হন এবং তিরিশ লক্ষ মুসলমান তীর হাতে 
. বায়আত হয় এবং বায়আতের যেই সিলসিলা তার খলীফা ও খলীফাদের 
. খলীফাণণের মাধ্যমে পৃথিবীর বুকে অব্যাহতভাবে চলছে সেই সিলসিলায় কোটি 
* কোটি মানুষ তার বায়'আতের অন্তরুক্ত।”২ 

মশহুর আলিমে রব্বানী আল্লাহ্র পথের মুজাহিদ মাওলানা বেলায়েত আলী 
আযীমাবাদী (মৃ. ১২৬৯ হি.) বলেন, 

“হাজার হাজার মানুষ নিজেদের ধর্ম ছেড়ে ইসলাম গ্রহণ করেছে এবং হাজার 
হাজার মানুষ বাতিল মাযহাব তথা মিথ্যা ধর্ম ত্যাগ করে তওবা করেছে। পীঁচ ছয় 
হয়েছে এবং হজ্জ সফরে প্রায়. লক্ষ মানুষ বায়'আত হবার সৌভাগ্য লাভ 
করেছে।”৩ 

হিন্দস্তানের খ্যাতিমান লেখক ও গ্রন্থকার নওয়াব সাইয়েদ সিদ্দীক হাসান খান 
(ভূপালের শাসনকর্তা, মৃ ১৩০৭ হি.) যিনি ভীর শিক্ষা ও প্রশিক্ষণের 
প্রভাব-প্রতিক্রিয়া নিজের চোখে দেখেছিলেন এবং যারা দেখেছিলেন তাদের একটি 
বড় দলের যুগকেও পেয়েছিলেন, “তাকসার জুয়ুদু'ল-আহরার” নামক গ্রন্থে 
লিখছেনঃ 


“আল্লাহর সৃষ্টিকুলের পথ প্রদর্শন এবং আল্লাহ্‌র দিকে প্রত্যাবর্তনের ক্ষেত্রে 
তিনি আল্লাহ্‌র এক নিদর্শন ছিলেন। এক বিপুল সংখ্যক মানুষ এবং এক বিশাল 
জগত তীর কলবী ও জিসমানী তথা আত্মিক ও দৈহিক তাওয়াজ্জুহ দ্বারা ওলীর দর্জায় 
উপনীত হয়। তার খলীফাদের ওয়াজ-নসীহত ভারতভূমিকে শির্ক ও বিদ'আতের 


১. লেখক কর্তৃক লিখিত 4০4৪০ < 01৮০৯1511১5 121১৪৮5415০ 5৫ ০০০৩ 3৯৪৯৩ পাঠ করা পট 
উপকারী হবে। 

২. সওয়ানিহ আহমদী; 

৩. চলা দাওয়াতে মাশমূলা মারে রাসায়েলে ভি, মল লাজত অলী অধম 


ল - 25 লি 


মুজাদিদ (র)-এর দু'জন বড় খলীফার সঙ্গে স্তনের মাধ্যমে তাঁর তানীদ কর্মের বিভৃতি ও পূর্তা সাধন ৩০৭ 


জঞ্জাল ও আবর্জনা থেকে মুক্ত করে দেয় এবং কুরআন ও সুন্নাহর রাজপথে এনে 
* দীড় করিয়ে দেয়। এখন পর্যন্ত তাদের ওয়াজ-নসীহতের বরকত অব্যাহত 
রয়েছে।” 
সামনে অগ্চসর হয়ে লিখছেন ঃ 
“সংক্ষিপ্ত কথা হল এই যে, এই যুগে দুনিয়ার কোন দেশে এমন 
কামালিয়াতসম্পন্ন বুষুর্ণের নাম শোনা যায় নি এবং যেই ফয়েয এই সত্যপথের 
পথিক দলটি থেকে মানুষ পেয়েছে তার দশ ভাগের এক ভাগও এ যুগের কোন 
আলিম-উলামা ও গীর-মাশায়েখ থেকে পায়মি।” 

যেমনটি এর আগেই লেখা হয়েছে, সাইয়েদ সাহেবের মাধ্যমেই দেওবন্দের 
মহান শ্রদ্ধাভাজন সন্তানেরা এবং সাদিকপুরের১ বুযুর্গ মনীষিগণ মুজাদ্দিদিয়া 
নক্শবান্দিয়া সিলসিলায় দাখিল, এজাযত ও খেলাফত লাভে ধন্য হয়েছেন। এ সব 
হযরতের দ্বারা এই উপমহাদেশে দীনি ইল্মের প্রচার-প্রসার, মাদরাসা প্রতিষ্ঠা এবং 

দাওয়াত ও ইসলাহ্‌র যেই বিশাল কাজ সম্পাদিত হয়েছে যা কোন ইনসাফ প্রিয় ও 

ন্যায়পরায়ণ মানুষ অন্বীকার করতে পারে না। আর এসবই হযরত মুজাদ্দিদ 

আলফেছানী (র)-র তাজদীদ ও ইসলাহ তথা সংস্কার ও পুনর্জাগরণমূলক কর্মের 
ফল-ফসল এবং তারই বরকতময় প্রয়াসের অন্ত্ভুক্ত। কেননা তিনিই হিজরী 
একাদশ শতাব্দীর কোলাহলপূর্ণ যুগের সুচনায় এর জন্য রাস্তা সমতল করেন, এর 
জন্য অনুকূল ক্ষেত্র ও পরিবেশ সৃষ্টি করেন, দিলের মধ্যে এর জন্য আবেগদীপ্ত 
প্রেরণা ও উৎসাহ জাগিয়ে তোলেন এবং এমন একটি দল স্মৃতি-্মারক হিসেবে 
রেখে খান খারা নিজেদের অন্তর্জালা ও অভ্যন্তরীণ (বোতেনী) নূরের সাহায্যে ধর্মের 
এই প্রদীপ শিখাকে আলোকদীপ্ত ও উজ্জ্বল রাখেন। এরপর এক প্রদীপ থেকে 

আরেক প্রদীপ জ্বলতে থাকে এবং এদেশ থেকে কুফর ও অজ্ঞতা এবং শির্ক ও 

শতাব্দীর শেষভাগে দর্শকের চোখে ভাসছিল। এর সঙ্গে সরাসরি সম্বন্ধযুক্ত কিংবা 

কোন মাধ্যমে সম্পর্ক রক্ষাকারী জামা'আতের একথা বলার অধিকার জন্মায় যে, 

১. সাদিক পুর বিহার প্রদেশের রাজধানী পাটনার এক মশহুর মহল্লা যা সাইয়েদ সাহেবের জিহাদ ও সংস্কার 
আন্দোলনের সবচে’ বড় কেন্দ্র ছিল এবং খীরা এই কাজকে শেষ মুহূর্ত পর্যন্ত অব্যাহত রাখেন এবং 
এক্ষেত্রে সবচে' বেশি কুরবানী দেন তাঁরা হযরত মাওলানা বেলায়েত আলী আযীমাবাদী, মাওলানা 
ইয়াহইয়া আলী, মওলানা আহমাদুল্লাহ, মাওলানা এনায়েত আলী গাধী, জামাআতে মুজাহিদীনের আমীর 
মাওলানা আবদুল্লাহ চোমারকান্দ) এবং আবদুর রহীম সাদিকপুরী এর বিশিষ্ট সদস্য । “মুমিনদের মধ্যে 


কতক আল্লাহ্র সঙ্গে তাদের কৃত অঙ্গীকার পুরণ করেছে; ওদের কেউ কেউ শাহাদত বরণ করেছে এবং 
কেউ কেউ প্রতীক্ষায় রয়েছে। ওরা তাদের অঙ্গীকারে পরিবর্তন করে নাই।” (আল-কুরআন) 


৩০৮ . ০. হযরত মুজাদিদ আলফেছানী (র.) 


da OSS এ০৯১০১৪ট। Chl 
CLL Ls SLED 95308 


হয়রত মুজাদ্দিদ আলফেছানী (র)-র রচনাবলী 

পরিশেষে হযরত মুজাদ্দিদ আলফেছানী (র)-র রচনাবলীর তালিকা পেশ করার 
মাধ্যমে আমরা গ্রন্থের ইতি টানতে চাই । এ সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে 
আমরা পাঠককে মাওলানা সাইয়েদ যেওয়ার হুসায়ন শাহ লিখিত “হযরত মুজাদ্দিদ 
শিরোনামযুক্ত অধ্যায়টি পড়বার জন্য পরামর্শ দেব যেখানে বিজ্ঞ গ্রন্থকার তীর 
রচনাসমূহের প্রত্যেকটির বিস্তারিত পরিচিতি পেশ করেছেন এবং সে সম্পর্কে 
মূল্যবান উপকরণ একত্র করে দিয়েছেন। 

১. ইছবাতু'ন-নুবৃওয়া (আরবী) ৪ হস্তলিখিত পাণ্ডুলিপি, মুজান্দিদী খান্দানের 
পারিবারিক লাইব্রেরী ও খানকাহগুলোতে সুরক্ষিত অবস্থায় চলে আসছিল। 
কুতুবখানা ইদারায়ে মুজাদ্দিদিয়া, নাযিমাবাদ, করাচী ১৩৮৩ হিজরীতে আসল আরবী 
মতন (মূলপাঠ) ও উৰ্দু তরজমাসহ প্রকাশ করে। এরপর ইদারায়ে সাদিয়া 
মুজাদ্দিদিয়া লাহোর ১৩৮৫ হিজরীতে অন্যান্য পুস্তিকার সঙ্গে আসল মতন ছাড়াই 
উর্দু অনুবাদ প্রকাশ করে। 

২. রদ রওয়াফিয $ পুস্তিকাটি কতক ইরানী শী'আ আলিম লিখিত পুস্তিকার 
জওয়াবে লিখিত । এটি সম্ভবত ১০০১ হিজরীর কাছাকাছি সময়ে লিখিত । পুক্তিকার 
কিছু কিছু নিবন্ধ দফতর আওয়াল, মকতুব নং ১৮০ ও ২০২-এও পাওয়া যায়। 
করেছেন । হাশমত আলী খান ১৩৮৪ হিজরীতে রামপুর থেকে এর ফারসী মতন 
প্রফেসর ড. গোলাম মোস্তফা খানের উর্দু তরজমাসহ প্রকাশ করেন। অতঃপর 
ইদারিয়া সা'দিয়া মুজাদ্দিদিয়া লাহোর ফারসী মতন পৃথক এবং উর্দু তরজমা পৃথক 
প্রকাশ করে। হযরত শাহ ওয়ালীউল্লাহ মুহাদ্দিছ দেহলভী এই পুস্তিকার শরাহ 
লিখেছেন যা প্রকাশিত হয় নি। 

৩. রিসালায়ে তাহলীলিয়া (আরবী) 8 পুস্তিকাটি হিজরী ১০১০ সনে 
সংকলিত হয়। এর কেবল হস্তলিখিত পাণ্ডুলিপি পাওয়া যেত। ইদারায়ে 
মুজাদ্দিদিয়া, নায়িমাবাদ, করাচী থেকে ১৩৮৪ হিজরীতে আরবী মতন উর্দূ 
অনুবাদসহ এবং ইদারিয়া সাদিয়া মুজাদ্দিদিয়া, লাহোর ১৩৮৫ হিজরীতে কেবল 
আরবী মতন (মূলপাঠ) অপরাপর পুস্তিকাসহ প্রকাশ করে। 


মুজাদিদ (র)-এর দু'জন বড় খলীফার সঙ্গে স্পর্িতদেরমাধামে তাঁর তাজদীন কর্মের বিভৃতি ও ূরমতা সাধন ৩০৯ 


৪. শরহে রুবা“ঈয়াত £ঃ এতে হযরত খাজা বাকী বিল্লাহ্র দু'টি রুবাঈর 
হযরত খাজার কলমে ব্যাখ্যা এবং হযরত মুজাদ্দিদ রে)-এর কলমে ব্যাখ্যার 
ব্যাখ্যা লেখা ৷ ইদারিয়া সাদিয়া মুজান্দিদিয়া লাহোর এবং ইদারায়ে মুজান্দিদিয়া 
নাধিমাবাদ করাচীর পক্ষ থেকে পর্যায়ক্রমে ১৩৮৫ হি. ও ১৩৮৬ হিজরীতে 
প্রকাশিত হয়। এই শরহে রুবাঈয়াত-এর ব্যাখ্যা লিখেছেন হযরত শাহ 
ওয়ালীউল্লাহ মুহাদ্দিছ দেহলভী যা “কাশফু'ল-গায়ন ফী শারহি রুবা'আতায়ন” নামে 
মাতবা' মুজতাবাঈ দিল্লী থেকে ১৩১০ হিজরীতে প্রকাশিত হয়। 

৫. মা“আরিফে লাদুরিয়্যা (ফারসী) £ এটি হযরত মুজাদ্দিদ আলফেছানী .. 
রে)-র বিশেষ মা'আরিফ ও গুরুত্বপূর্ণ আলোচনাসম্বলিত যা স্বয়ং হযরত মুজাদ্দিদ 
সাহেবই বিন্যস্ত করেছিলেন হিজরী ১০১৫ কিংবা ১০১৬ সনে । প্রতিটি নিবন্ষেরই 
নাম দিয়েছিলেন “মা'রিফাত”। এসব মা'আরিফের সংখ্যা সর্বমোট ৪১ টি। 
পুস্তিকাটির ফারসী মতন সর্বপ্রথম হাফিজ যুহাম্মদ আলী খান শওক মাতবা* 
আহমদী, রামপুর থেকে ১৮৯৮ সালে প্রকাশ করেন। এরপর মজলিসে ইলমী 
ডাভেল, হাকীম আবদুল মজীদ সায়ফী, ইদারিয়া সাদিয়া মুজান্দিদিয়া এবং ইদারায়ে 
সুজান্দিদিয়া নাধিমাবাদ, করাটী লাহোর বিভিন্ন বছরে প্রকাশ করে। 

৬. মাবদা ও মা'আদ (ফারসী) ৪ পুক্তিকাটি হযরত মুজাদ্দিদ আলফেছানী 
রে)-র ইল্ম ও মা'রিফাতের পরিচয় সম্বলিত ৷ এর নিবন্ধগুলো বিভিন্ন পাণ্ডুলিপি 
আকারে ছিল যেগুলোকে হযরত মুজাদ্দিদ রে)-এর খলীফা মাওলানা সিদ্দীক কাশী 
হিজরী ১০১৯ সনে সংকলিত ও বিন্যস্ত করেন এবং এর নিবন্বগুলোকে “মিনহা” 
শিরোনামে পৃথক করে দেন। সংকলিত নিবন্ধের সংখ্যা ৬১ টি। প্রকাশিত 
নুসখাগুলোর মধ্যে সবচে’ প্রাচীন ফারসী নুসখা মাতবায়ে আনসারী দিল্লী কর্তৃক 
১৩০৭ হিজরীতে প্রকাশিত। এরপর আরও কয়েকবার বিভিন্ন সনে প্রকাশিত হয়। 
শেষ বার ১৩৮৮ হিজরীতে ইদারায়ে মুজাদ্দিদিয়া, নাধিমাবাদ, করাটী ফার্সী মতন 
সাইয়েদ যেওয়ার হুসায়ন শাহর উর্দু তরজমাসহ প্রকাশ করে। এর আরবী তরজমা 
শায়খ মুরাদ মাক্কীর কলমে মকতুবাত মু'আরবাব মাতবূ'আর হাশিয়ায় বর্তমান। 

৭. মুকাশিফাতে আয়নিয়া £ এটি হযরত মুজাদ্দিদের এমন পার্গুলিপি 
সম্বলিত যা কোন কোন খলীফা হেফাজত করেছিলেন । হযরত মুজাদ্দিদ (র)-এর 
ওফাতের পর মাওলানা মুহাম্মদ হাশেম কাশ্মী হি. ১০৫১ সনে এটি বিন্যস্ত করেন। 


 . পুস্তিকাটি ১৩৮৪ হিজরীতে প্রথমবার ইদারায়ে মুজাদ্দিদিয়া, নাধিমাবাদ, করাটী, 
"_ ফারসী মতন উর্দূ অনুবাদসহ প্রকাশ করে। 


"৮. মকতুবাতে ইমাম রব্বানী (ইমাম রব্বানী মুজাদ্দিদ আলফেছানীর পত্র 
সংকলন) $ এটি মুজাদ্দিদ আলফেছানীর সবচে" বড় “ইলমী, সংস্কার ও 


| ৩১০ হযরত মুজাদ্দিদ আলফেছানী রে.) 


পুনর্জাগরণমূলক স্মারক এবং আল্লাহপ্রদত্ত কামালিয়াত, মুজতাহিদ ও মুজান্দিদসুলত 
তাহকীক ও মারিফাতের মকাম, তার দিলের আবেগ ও হৃদয়ানুভূতির দর্পণস্বরূপ 
যার ওপর ভিত্তি করে তাঁকে “মুজাদ্দিদ আলফেছানী” তথা দ্বিতীয় সহসাব্দের 
মুজাদ্দিদ উপাধি প্রদান করা হয়। তীর জ্ঞানগত মকাম সমুস্তাসিত করা এবং 
হিন্দুস্তানের ফারসী সাহিত্যে (যার গুরুত্বকে “সুবুক হিন্দী”-র বিদ্বপাত্মক নাম দিয়ে 
কম করা যায় না) তীর স্থান নির্ধারণ করা ও. ইল্ম ও মা'আরিফ-এর পর্দা উন্মোচন 
- করার জন্য একটি স্বতন্ত্র পুস্তক প্রয়োজন। এই পুস্তকটি ভারতবর্ষের একক 
রচনাবলীর অন্তর্ভুক্ত যার ওপর বহিঃভারতের উন্নত মানের মনীষী বুযুর্গ ও গভীর 
- পাপ্তিত্যসম্পন্ন ব্যক্তিবর্গ পরিপূর্ণ মনোযোগ প্রদান করেছেন। আরবী ও তুকী ভাষায় 
এর তরজমা হয়েছে। 'ইল্মী ও রূহানী মারকাযগুলোয় এটি পাঠ্য তালিকাভুক্ত । 
আলিম-উলামা, জ্ঞানী ও তরীকতপন্থী সুফীরা একে প্রাণ রক্ষাকারী কবচ বানিয়েছেন 
এবং এর সজীবতার মধ্যে আজ পর্যন্ত কোন পার্থক্য আসে নি। 

মকতৃবাতের সাকুল্য সংখ্যা ৫৩৬। এটি তিনটি দফতর সন্বলিত। ১ম 
দফতরে ৩১৩ টি পত্র রয়েছে । এই দফতরকে হযরত মুজাদ্দিদ আলফেছানীর 
১০২৫ হিজরীতে সুবিন্যস্ত করেন। দ্বিতীয় দফতর ৯৯টি পত্র সম্থলিত এবং হযরত 
খাজা মুহাম্মদ মা‘সুমের ইঙ্গিতে এটি মাওলানা আবদুল হাই হিসারী শাদমানী ১০২৮ 
হিজরীতে বিন্যস্ত করেন। তৃতীয় দফতর ১১৪টি পত্র সম্বলিত । এটি তারই বিখ্যাত 
খলীফা মাওলানা মুহাম্মদ হাশেম কাশ্মী হিজরী ১০৩১ সনে বিন্যস্ত করেন। পরে 
১০টি পত্র যা পরবর্তীকালে লেখা হয়েছিল এতে অন্তর্ভুক্ত করা হয়। ফলে এই 
দফতরের সাকুল্য পত্র সংখ্যা গিয়ে দীড়ায় ১২৪-এ। 

মকতৃবাতের অনেকগুলো সংস্করণ বিভিন্ন সময় প্রকাশিত হয়। ১ম সংস্করণ 
সম্ভবত লাখনৌর নওল কিশোরের । এরপরে আরও কতকগুলো সংস্করণ এ প্রেস 
থেকেই. ছাপা হয়। এরপর মাতবা" আহমদী দির্লী, মাতবা' মুর্তাযাবী দিল্লী থেকে 
বারবার প্রকাশিত হয়। ১৩২৯ হিজরীতে মাওলানা নূর আহমদ অমৃতসরী খুবই 
যত্বসহকারে এর একটি উন্নত সংস্করণ প্রকাশ করেন খা অনেকগুলো বৈশিষ্ট্যের 
ধারক! 


সাইয়েদ আবুল হাসান আলী নদভী (র) 


সংগ্রামী সাধকদের ইতিহাস 


[হযরত শাহ ওয়ালীউল্লাহ মুহাদ্দিসে দেহলভী (র) 
-এর জীবন ও কর্ম] 


[৫ম খণ্ড] 


অনুবাদ 
শাহ আবদুল হালীম হুসাইনী 
শিক্ষক, ফতোয়া বিভাগ, আল মাহাদুল ইসলামী, মিরপুর-১, ঢাকা 
সহকারী সম্পাদক, পাক্ষিক মুক্ত আওয়াজ 


সুহাম্মদ ব্রাদার্স 
৩৮ বাংলাবাজার, ঢাকা-১০০০ 


Wwww.iscalibrary.com 


প্রকাশকের কথা 

১৯৯৮ সালের কথা। হাজির হই নদওয়াতুল উলামা লাখনৌতে, 
সাইয়েদ আবুল হাসান আলী নদভী (র) এর খেদমতে ৷ হৃদয়ের আবেগ আর 
ভালোবাসা দিয়ে খুব কাছ থেকে প্রত্যক্ষ করি এ কর্মবীর মানুষটিকে । 
কীভাবে ডাকছেন মানুষকে হেদায়েতের পথে, আলোর পথে। গোটা 
ইনসানিয়াতের প্রতি তার দরদ আর ভালবাসা, দায়িত্ববোধ তাঁকে তাড়িয়ে 
নিয়ে বেড়াচ্ছে অহর্নিশ। সফর করছেন দেশ হতে দেশান্তরে উক্কার বেগে। 
মুক্তিকামী মানুষদেরকে মুক্তির দিশা দিতে । দিলের উত্তাপ নিংড়ানো বক্তৃতা 
চলছে অবিরাম । পতনোনুখ মুসলিম জাতিকে ঘুরে দাড়াবার সবক দিচ্ছেন। 
বারবার আহবান করছেন তাদের হারানো এঁতিহ্য ফিরিয়ে আনতে । উম্মাহর 
চিন্তায় বিভোর এ মর্দে মুমিন শুধু বক্তৃতা করেই ক্ষ্যান্ত হননি। প্রস্তাবনা ও 
রূপরেখা পেশ করেছেন জাতির সামনে । দীর্ঘদিন ধরে তার. কলম লিখে 
চলছে অবিশ্রাত্তভাবে। তীর কিছু রচনা গোটা বিশ্বে বেশ সমাদৃত হয়েছে। 
সেই থেকে আমি তাকে খুব শ্রদ্ধা করি, ভালবাসি। তার থেকে দোয়া নিয়ে 
দেশে এসে তার রচনাবলী বাংলা ভাষা-ভাষীদের কাছে পেশ করার মনস্থ 
করি। ইতোপূর্বে যদিও তীর কিছু লিখনি বাংলা ভাষায় প্রকাশিত হয়েছে। 
এরই ধারাবাহিকতায় “তারিখে দাওয়াত ও আমীমত' এর ভাবানুবাদ ‘সংগ্রামী 
'সাধকদের ইতিহাস" নামে আমরা পাঠকদের হাতে তুলে দিয়েছি। পঞ্চম খণ্ড 
যা মূলত হযরত শাহ ওয়ালীউল্লাহ মুহান্দিসে দেহলভী (র) -এর জীবন ও 
কর্ম সম্পর্কিত; পাঠকমহলের বারবার তাগিদের ফলে অনুবাদ করতে দেই - 
তরুণ আলেম ও লেখক শাহ আবদুল হালীম হুসাইনীকে। তিনি ইতোপূর্বে 
হযরতের অপর একটি কিতাব 'কারওয়ানে মদীনা” অনুবাদ করে সফলতার 
স্বাক্ষর রেখেছেন। যতটুকু পড়েছি আশা করি এতেও তিনি সফল হবেন। 
আল্লাহ তাকে জাযায়ে খায়ের দান করুন। 

অবশেষে নির্ধিধায় বলতে চাই যে, আমরা নির্ভুল করতে সাধ্যাতীত চেষ্টা 
করেছি। কিন্তু সময়ের স্বল্পতার কারণে কিছু ভুল ক্রটি ধরা পড়বে জানি। 
ইনশাআল্লাহ আগামী সংস্করণে আরো সুন্দর ও নির্ভুল করার চেষ্টা করব। 


০৯.০৯.০৯ খৃ. প্রকাশক 


Wwww.iscalibrary.com 


অনুবাদকের কথা 
POA 41৯০ ০৮০ ৮৮০৫১ ০১০৯৪ 

সাইয়েদ আবুল হাসান আলী নদভী (র) এর বহু বইয়ের প্রকাশক জনাব 
আবদুর রউফ সাহেবের সাথে দেখা হয় পল্টনের নোয়াখালী হোটেলে! বসে 
বসে চা পান করছি। কোন এক প্রসঙ্গে তিনি তারিখে দাওয়াত ও আরীমতের 
ব্যাপারে আলোচনা করেন। বলেন, পাঠক মহল থেকে ৫ম খণ্ড প্রকাশ করার 
বারবার তাগিদ আসছে। কিন্তু এখনও এর অনুবাদ করাতে পারিনি। আপনি যদি 
হিম্মত করে অনুবাদ শুরু করতেন। আমি অকপটে রাজি হয়ে যাই, যদিও 
হযরতের লেখার মানসম্মত অনুবাদ করা আমার ছারা সম্ভব নয়। আমি ৫ম খণ্ড 
সংগ্রহ করে পাঠ করি। বারবার এর ভাষা ও বিন্যাস দেখে অভিভূত হই এবং এ 
ধারণা বদ্ধমূল হয় যে, এর অনুবাদ আমার দ্বারা সম্ভব নয়। কিন্তু জনাব আবদুর 
রউফ সাহেবের পীড়াপীড়িতে অনুবাদ করতে বাধ্য হই। 

সুপ্রিয় পাঠক! মূলতঃ লেখক তারীখে দাওয়াত ও আযীমতের এ সিরিজে 
সাইয়েদুনা হযরত হাসান বসরী এবং খলীফাতুল মুসলিমীন হযরত ওমর 
ইবনে আব্দুল আজীজ রে) এর আলোচনা দিয়ে শুরু করেন। এ ধারা প্রথম- 
দ্বিতীয় শতকের সংস্কারক ও মুজান্দিদগণ থেকে নিয়ে সকল স্তরের এবং 
মুসলিম বিশ্বের স্থান-কাল-ভূখণ্ড ও সীমানা অতিক্রম করে এগার-বার 
শতকের দুই মহান সংস্কারক ব্যক্তিত্ব হযরত মুজাদ্দিদে আলফেসানী রে) ও 
হযরত শাহ ওয়ালীউল্লাহ মুহাদ্দিসে দেহলভী পর্যন্ত পৌঁছেছে। আর পঞ্চম 
খণ্ডে আলোচনা করা হয়েছে হযরত শাহ ওয়ালীউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রে) 
এর জীবন চরিত। 

পাঠক বইয়ের ভিতর প্রবেশ করুন। তবেই বুঝতে সক্ষম হবেন তার 
মুজাদ্দিদানা ও মুজতাহিদানা সংস্কার ও গবেষণাসুলভ কর্মকাণ্ডের পরিধি। 
আল্লাহ তাআলা আমাদেরকে জানা ও মানার তাওফীক দান করুন এবং এ 
সকল নেক বান্দাদের সাথে থাকার সুযোগ দান করুন। এর সাথে সংশ্লিষ্ট 
সকলকে বিশেষতঃ বন্ধুবর হাফেজ মাওলানা আইয়ুবুর রহমান ও প্রকাশক 
জনাব আবদুর রউফ সাহেবকে জাযায়ে খায়ের দান করুন। 


বিনীত 
0৯.০৯.০৯ খু. শাহ আবদুল হালীম.হুসাইনী 


Wwww.iscalibrary.com 


সূচীপত্র 
প্রথম অধ্যায় 
হিজরী বারো শতকের মুসলিম বিশ্ব 

বারো শতকের ইসলামী রাষ্ট্রগুলোর অবস্থা ও বিপ্রবগুলোর পর্যালোচনার প্রয়োজনীয়তা /১৫ 
ভারতের উপর ইরানী সভ্যতা ও সংস্কৃতির প্রভাব /১৭ 
উসমানিয়া রাজত্বের শ্রেষ্ঠত্ব ও গুরুত্ব /১৮. 
মুসলিম বিশ্বের রাজনৈতিক অবস্থা /১৯ 
বারো শতকের উসমানিয়া শাসন /১৯ 
হিজাযের অবস্থা /২১ 
ইয়ামেন /২২ 
ইরান /২৩ 
নাদের শাহ আফশার /২৪ 
নাদের শাহের মৃত্যুর পর ইরান /২৫ 
আফগানিস্তান ও আহমদ শাহ আবদালী /২৬ 
আহমদ শাহ আবদালীর পরে আফগানিস্তান /২৭ 
মুসলিম বিশ্বের শিক্ষা ও ধর্মীয় অবস্থা /২৭ 
বারো শতকের মহামনীবী /২৭ 
মুসলিম বিশ্বের শিক্ষা-সাহিত্য ও আধ্যাত্মিকতা /৩০ 
ইরানে যুক্তিবিদ্যার প্রাধান্য এবং সমমনা রাষ্ট্রগুলোর ওপর তার প্রভাব /৩০ 
সাধারণ চারিত্রিক, সামাজিক ও আকীদাগত অবস্থা /৩০ 


দ্বিতীয় অধ্যায় 
ভারতবর্ষ 
রাজনৈতিক অবস্থা /৩৫ 
আওরঙ্গজেব আলমগীর /৩৫ 
আওরঙজেবের দুর্বল স্থলাভিষিক্ত /৩৭ 
প্রথম শাহ আলম বাহাদুর শাহ /৩৮ 
ফুররাখ সিয়ার /৪০ 
মুহাম্মদ শাহ বাদশা /৪১ 
দ্বিতীয় শাহ আলম /৪৫ 
শিক্ষা ও আধ্যাত্মিকতার অবস্থা /৪৬ 
চারিত্রিক ও সামাজিক অধঃপতন /৪৮ 


আকীদাগত দুর্বলতা, শিরক-বিদ“আতের জোয়ার /৪৯ 


Wwww.iscalibrary.com 


তৃতীয় অধ্যায় 
শাহ সাহেব (র)-এর পূর্বপুরুষ ও সম্মানিত পিতা 
শাহ সাহেব (র)-এর পূর্বপুরুষ /৫১ 
বংশ পরিক্রমা /৫২ 
এ বংশের ভারতবর্ষ আগমন /৫২ 
রুহিতক অবস্থান /৫৩ 
শায়খ শামসুদ্দীন থেকে শায়খ ওয়াজীহুদ্দীন /৫৪ 
শাহ সাহেবের দাদা শায়খ ওয়াজীহুদ্দীন শহীদ /৫৬ 
শাহ সাহেবের নানা শায়খ মুহাম্মদ ফুলতী /৫৯ 
শাহ সাহেবের সম্মানিত চাচা শায়খ আবুর রযা মুহাম্মাদ /৫৯ 
সম্মানিত পিতা হযরত শাহ আবদুর রহীম /৬১ 
শিক্ষা /৬৪ 
চরিত্র, গুণাবলি ও আমলের নিয়মতান্ত্রিকতা /৬৭ 
ইসলামী মূল্যবোধ /৬৮ 
দাম্পত্য জীবন /৬৮ 
ইন্তিকাল /৬৮ 
শাহ সাহেবের দৃষ্টিতে শাহ আবদুর রহীম /৬৯ 
ভারতের আরব বংশোদ্ভুত গোত্র ও তাদের বৈশিষ্ট্য /৬৯ 


চতুর্থ অধ্যায় 
সংক্ষিপ্ত জীবন চরিত 
জন্ম /৭৪ 
শিক্ষা /৭৫ 
শাহ সাহেবের পঠিত পাঠ্যসূচী /৭৫ 
পিতার স্নেহ, প্রশিক্ষণ, অনুমতি ও খেলাফত /৭৭ 
বিবাহ /৭৯ 
দ্বিতীয় বিবাহ /৮০ 
হজ্জে গমন /৮০ 
শাহ সাহেবের হারামাইন শরীফের উত্তাদ ও মাশায়িথ /৮২ 
শাহ সাহেবের হাদীসের দরস /৮৫ 
হযরত আবদুল আযীয (র) -এর ভাষায় শাহ সাহেবের কিছু বৈশিষ্ট্য /৮৭ 
ইন্তিকাল /৮৭ 
দাফন /৯১ 


Wwww.iscalibrary.com 


আকাইদের গুরুত্ব /৯৩. 

নতুন করে তাওহীদের দাওয়াত ও প্রচারের প্রয়োজনীয়তা /৯৬ 

রোগের চিকিৎসা ও অবস্থা সংশোধনের কার্যকর পন্থা কুরআনের প্রচার-প্রসার /৯৯ 
. শাহ সাহেবের পরে উর্দু অনুবাদ /১০৫ 

দরসে কুরআন /১০৬ 

আল ফাওযুল কাবীর /১০৬ 

তাওহীদের উপর জ্ঞানগত তত্ব-গবেষণা /১০৯ 

আকাইদের তত্ত্বজ্ঞান : কুরআন সুন্নাহর আলোকে, সাহাবা ও তাবেঈনের মতানুসারে /১১৬ 


ষষ্ঠ অধ্যায় 
হাদীস ও সুন্নাতের প্রচার-প্রসার, 
ফিকাহ ও হাদীসের মধ্যে সমন্বয় আনার প্রয়াস 


হাদীসের গুরুত্ব এবং প্রত্যেক দেশ ও যুগে এর প্রয়োজনীয়তা /১১৯ 
হাদীস উম্মতের জন্য সঠিক মানদণ্ড /১১৯ 

ইসলামের ইতিহাসে সংস্কার আন্দোলন হাদীস শাস্ত্রের সঙ্গে সম্পৃক্ত /১২১ 
ইলমে হাদীস ও আরব /১২৪ 

ভারতবর্ষে ইলমে হাদীসের উত্থান-পতন /১২৫ 

শায়খ আবদুল হক দেহলবী (র) এর কৃতিত্ব /১২৬ 

একজন মুজাদ্দিদে প্রয়োজনীয়তা /১২৭ 

হাদীস সম্পর্কে শাহ সাহেবের চিন্তাধারা ও আগ্রহ /১২৯ 

ভারতে ইলমে হাদীসের সাথে নির্দয়তার অভিযোগ /১৩০ 
হাদীসের খেদমত ও প্রসারের তৎপরতা /১৩২ 

শাহ সাহেবের লেখনী খেদমত /১৩৪ 

ফিকহ ও হাদীসের মাঝে সমন্বয় সাধন /১৩৬ 

ইজতিহাদ ও তাকলীদের মাঝে ভারসাম্য রক্ষা /১৪২ 

প্রথম শতকে মুসলমানদের কর্মপন্থা /১৪৩ 

তাকলীদের বৈধ ও সৃষ্টিগত রূপরেখা /১৪৫ 

মাযহাব চতুষ্টয়ের বৈশিষ্ট্যাবলি /১৪৬ 

প্রত্যেক যুগের ইজতিহাদের প্রয়োজনীয়তা /১৪৮ 


Wwww.iscalibrary.com 


সপ্তম অধ্যায় 

হুজ্জাতুল্লাহিল বালিগার দর্পণে ইসলামী শরীয়তের মজবুত ও প্রামাণ্য ব্যাখ্যা 

এবং হাদীসের তত্তব-মর্ের পর্দা উন্মোচন 
হুজ্জাতুল্লাহিল বালিগার বৈশিষ্ট্য /১৫০ 
বিষয়বস্তুর কমনীয়তা /১৫১ 
পৃথক সংকলনের প্রয়োজনীয়তা এবং প্রবীণ আলেমদের প্রাথমিক চেষ্টা /১৫২ 
ভূমিকা, মৌলিক বিষয়সমূহ, আদেশ দান, পুরস্কার ও শাস্তি /১৫৩ 
আমলের গুরুত্ব ও তার প্রভাব /১৫৫ 
ইরতিফাকাত বা আশ্রয় গ্রহণ /১৫৬ 
ইরতিফাকাতের গুরুত্ব /১৫৬ 
নাগরিক ও সামাজিক জীবনের গুরুত্ব ও তার রূপরেখা /১৫৭ 
কর্মক্ষেত্র ও জীবিকা নির্বাহের প্রশংসিত ও ঘৃণিত রূপরেখা /১৫৮ 
সৌভাগ্য ও তার চার উৎস /১৫৯ 
আকীদা ও ইবাদত /১৬০ 
জাতীয় রাজনীতি.ও নবী-রাসূলের প্রয়োজনীয়তা /১৬১ 
সমসাময়িক দৃতপ্রেরণ /১৬১ 
ইরান ও রোম সভ্যতায় ............. মানবতার দুরাবস্থা /১৬২ 
আরও কিছু উপকারী কথা /১৬৪ 
হাদীস ও সুন্নাহর মর্যাদা এবং এ ব্যাপারে উম্মতের কর্মপদ্ধতি /১৬৪ 
ফরযসমূহ ও রুকনগুলোর তর্ত-রহস্য /১৬৫ 
কিতাবের স্বয়ংসম্পূর্ণতা /১৬৮ 
অনুগ্রহ ও আত্মশুদ্ধি /১৬৯ 
জিহাদ /১৭০ 


অষ্টম অধ্যায় 
খেলাফত ব্যবস্থার প্রয়োজনীয়তা ও উপকারিতা 
খোলাফায়ে রাশেদীনের খেলাফতের প্রমাণ এবং তাদের অনুগ্রহ-দান 
“ইযালাতুল খফা' “আন খিলাফাতিল খুলাফা” -এর দর্পণে 
‘ইযালাতুল খফা’ গ্রন্থের গুরুত্ব ও স্বকীয়তা /১৭২ 
“হুজ্জাতুল্লাহিল বালিগা' ও “ইযালাতুল খফা’ -এর পারস্পরিক সম্পর্ক /১৭৩ 
কতিপয় প্রাচীন রচনা /১৭৫ 
ইসলামে খেলাফতের মর্যাদা ও অবস্থান /১৭৭ 
খেলাফতের স্বয়ংসম্পূর্ণ তা /১৮০ 
খোলাফায়ে রাশেদীনের খেলাফতের পক্ষে কুরআনিক প্রমাণ /১৮১ 


Wwww.iscalibrary.com 


কিতাবের আরেকটি মূল্যবান বিষয়বস্তু /১৮৫ 
নবীজীর ইন্তিকাল পরবর্তী পরিবর্তন ও বিপর্যয়সমূহ সনাক্তকরণ /১৮৭ 
কিতাবের মুদ্রণ ও পরিবেশন /১৮৮ 


নবম অধ্যায় 
রাজনৈতিক বিশৃঙ্খলা এবং মোঘল শাসনের ক্রান্তিকালে 
শাহ সাহেবের বীরত্পূর্ণ ও সাহসী কর্মকাণ্ড 

তিনটি অনভিজ্ঞ যুদ্ধবাজ শক্তি /১৮৯ 
মারাঠী /১৮৯ 
শিখ /১৯৩ 
জাঠ /১৯৭ 
দিল্লীর অবস্থা /১৯৮ 
নাদের শাহের আক্রমণ /১৯৯ 
প্রতিকূল ও লোমহর্ষক অবস্থায় শিক্ষাদান ও গ্রন্থ রচনায় একাগ্রতা /২০০ 
রাজনৈতিক বিশৃঙ্খলা এবং মোঘল রাজত্বের শাসনামলে মুজাহিদ ও বীরত্বপূর্ণ কর্মকাণ্ড /২০১ 
শাহ সাহেবের অনুভূতি ও চাঞ্চল্য /২০৩ 
মোঘল সম্বাট ও রাজন্যবর্গকে উপদেশ ও পরামর্শ /২০৪ 
নবাব নাজীবুদ্দৌলাহ /২০৯ 
আহমদ শাহ আবদালী /২১২ 


দশম অধ্যায় 
উম্মতের বিভিন্ন শ্রেণীর পরিসংখ্যান এবং 
তাদেরকে সংস্কার ও বিল্লবের আহ্বান 
শাহ সাহেবের স্বকীয়তা /২২১ 
উম্মতের বিভিন্ন শ্রেণীর প্রতি বিশেষ সম্বোধন /২২২ 
মুসলিম সম্রাটদেরকে সম্বোধন /২২৩ 
শাসক ও রাজন্যবর্গের প্রতি সম্বোধন /২২৪ 
সামরিক কমান্ডোদের প্রতি সম্বোধন /২২৫ 
শিল্প-কারিগরি ও পেশাজীবীদের প্রতি সম্বোধন /২২৬ 
মাশায়িখপুত্রদের প্রতি সম্বোধন /২২৬ 
বিপথগামী উলামাদের প্রতি /২২৮ 
দীনের মধ্যে সংকীর্ণতা সৃষ্টিকারী নির্জনোপবেশনকারী সাধকদের প্রতি /২২৯ 
মুসলিম উম্মাহর প্রতি সামগ্রিক সম্বোধন; রোগ নিরূপণ ও তার চিকিৎসা পত্র /২৩০ 
রীতিনীতির সুস্থতা ও সমাজশুদ্ধি /২৩২ 


Wwww.iscalibrary.com 


প্রসিদ্ধ সমসাময়িক ব্যক্তিত্ব 
সুযোগ্য পুত্র ও উত্তরসূরীগণ /২৩৫ 
বিস্ময়কর সাদৃশ্য /২৩৬ 
হযরত শাহ আবদুল আযীয (র) দেহলভী /২৩৭ 
শাহ সাহেবের বিশেষ কর্মকাণ্ডের প্রসারতা ও পূর্ণতা দান /২৪৩ 
কুরআনের প্রচার-প্রসার /২৪৪ 
হাদীস সংকলন ও সম্প্রসারণ /২৪৬ 
সুন্নাতের সাহায্য ও শী“আ মতবাদর প্রত্যাখ্যান /২৪৯ 
ইংরেজ শক্তি বিরোধিতা ও মুসলমানদের জাতীয় নিরাপত্তা /২৫২ 
মহাপুরুষদের পৃষ্ঠপোষকতা /২৫৬ 
হযরত সাইয়িদ আহমদ শহীদ (র) /২৫৭ 
মাওলানা আবদুল হাই বড়হানবী ও মাওলানা মুহাম্মদ ইসমাঈল শহীদ (র) /২৫৯ 
মাওলানা শাহ মুহাম্মদ ইসহাক (র) ও শাহ্‌ মুহাম্মদ ইয়াকুব (র) /২৬১ 
বিশিষ্ট আলেম ও রড় বড় অধ্যাপক /২৬২ 
শাহ রফীউদ্দীন দেহলভী (র) /২৬৩ 
শাহ আবদুল কাদির দেহলভী (র) /২৬৫ 
শাহ মুহাম্মদ আশেক ফুলতী রে) /২৬৭ 
খাজা মুহাম্মদ আমীন কাশ্ীরী ওয়ালীউল্লাহী /২৬৯ 
শাহ আবু সাঈদ হাসানী রায়বেরলভী /২৭০ 
বিখ্যাত সংস্কারক শায়খ মুহাম্মদ বিন আবদুল ওয়াহহাব (র) /২৭২ 


দাদশ অধ্যায় 
শাহ ওয়ালীউল্লাহ (র)-এর রচনাবলী 


গ্রন্থ ও পুস্তকসমূহ /২৭৫ 


Wwww.iscalibrary.com 


শুরুর কথা 


৬৯৯০৯১০৯০০৭ ৯১০৮০১০৪১৪৪] ০] ০০৬ ৯ 
CM eg এ] ৯৫2553953৯3 663 043 085৯ ia 34 Yo 

“তারীখে দাওয়াত.ও আযীমাত' -এর পঞ্চম খণ্ড রচনা শেষে ভূমিকার 
এই লাইনগুলো লেখার সময় গ্রন্থকারের মন হামদ ও শোকরের আবেগে 
আবেগাপুত। লেখক ও তার কলম আপন স্রষ্টার দরবারে কৃতজ্ঞতায় 
সিজদাবনত। কেননা তিনিই এ ধারাকে হাকীমুল ইসলাম হযরত শাহ 
ওয়ালীউল্লাহ মুহান্দিসে দেহলভী (র) এবং তার উত্তরসূরী খলীফাদের ধর্মীয় 
ও শিক্ষামূলক নানা খেদমত, তাদের সংস্কারমূলক ও সাহসী কর্মকাণ্ডের 
ইতিহাস ও ঘটনাবলি পর্যন্ত পৌঁছানোর তাওফীক দান করেছেন। 

বলাবাহুল্য, হিজরী ১৩৭২ মহররম মোতাবেক ১৯৫২ খৃস্টাব্দের সেপ্টেম্বর 
মাসে কয়েকটি বক্তৃতায় একটি সংক্ষিপ্ত স্মারককে সামনে রেখে যখন 'তারীখে 
দাওয়াত ও আধীমত' রচনার কাজ শুরু করা হয়েছিল; সূচনা করা হয়েছিল, 
সাইয়িদুনা ইমাম হাসান বসরী (র) এবং খলীফাতুল মুসলিমীন হযরত উমর 
ইবনে আবদুল আযীয (র)-এর আলোচনা দিয়ে, তখন কল্পনা করাও দুরূহ ছিল 
যে, এই ধারা প্রথম, দ্বিতীয় শতকের সংস্কারক ও মুজান্দিদগণ থেকে নিয়ে সকল 
স্তরের, এমনকি মুসলিম বিশ্বের স্থান, কাল, ভূখণ্ড ও সীমানা অতিক্রম করে 
এগার-বারো শতকের দু'মহান সংস্কারক ব্যক্তিত হযরত মাওলানা মুজাদ্দিদে 
আলফে সানী (র) এবং হযরত মাওলানা শাহ ওয়ালীউল্লাহ মুহাদ্দিসে দেহলভী 
(র) পর্যন্ত পৌঁছতে পারবে। বয়সের ভার, স্বাস্থ্যের উত্থান-পতন, নানা 
ঘটনাপ্রবাহ, প্রচুর বক্তৃতা, দৃঢ়তা ও সাহসের অভাব, সফরের ধারাবাহিকতা, 
নিত্যনতুন প্রয়োজনাদি ও সমস্যা, অপরদিকে স্বয়ং লেখকের টানা চৌদ্দ বছর 
পর্যন্ত যথাযথভাবে মুতালাআ ও স্বহস্তে লেখার অপারগতা থাকা সত্ত্বেও এই 
ধারা এতদূর পর্যন্ত এসে পৌঁছবে- কিভাবে ভাবা যেত! এটা শুধুমাত্র কুদরত ও 
আল্লাহ পাকের কারিশমা। এজন্য আল্লাহর যতই প্রশংসা করা হোক, তা-ও 
কম। অধম লেখক কুরআন শরীফের নিম্নোক্ত আয়াতের মাধ্যমে এই অশেষ 
শোকরিয়া জ্ঞাপনের ব্যর্থ প্রয়াস চালানো অপেক্ষা বেশি কিছু করতে পারে না। 
আল্লাহ তা'আলা বলেন, 


003 5৯9৮৮59050০ Cail ol ৬০) 94 01 ৬১০39 59 
০১৯] die ভে ১০৯৯ ৪৮৯১১ 4১০০০ ৮০ cl 


Wwww.iscalibrary.com 


“হে আমার প্রতিপালক! আপনি আমাকে তাওফীক দান করুন! আপনি 
আমার উপর এবং আমার পিতা-মাতার উপর যে অনুগ্রহ দান করেছেন, আমি 
যেন তার শোকরিয়া আদায় করতে পারি এবং এমন নেক কাজ করতে পারি 
যাতে আপনি সন্তুষ্ট হয়ে যান আর আমাকে নিজ করুণায় আপনার নেক 
বান্দাদের অন্তর্ভুক্ত করে নেন’ (সূরা নাহল : ১৯) 

হাদীস শরীফে এসেছে, 

০১4 ০39৯5 45১ এএ এ asl 

“সকল প্রশংসা এ আল্লাহর, যার মাহাত্ম্য ও বড়ত্বে নেক কাজের 
তাওফীক ও পরিপূর্ণতা লাভ হয়?” 

এ খণ্ডে মূলতঃ বুযুর্গ ও ওয়ালীআল্লাহদের আলোচনার এ ধারাবাহিকতা 
এবং এই মহৎ কাজের পরিসমাপ্তি ঘটেছে, যা ছিল হিজরী বারো শতকের সেসব 
সংক্কারকর্ম ও শুদ্ধি সংগ্রাম সংশ্লিষ্ট, যার বরকতময় প্রভাবসমূহ আজও অক্ষুণ্ন 
আছে। কমপক্ষে ভারত উপমহাদেশে ধর্মীয় প্রতিষ্ঠান, দ্বীনী জ্ঞান-বিজ্ঞানের 
কেন্দ্রগুলো, ইসলামের শ্রেষ্ঠত্বের চেষ্টা-সংথাম এবং ধর্মীয় শিক্ষামূলক ও লিখনী 
তৎপরতা প্রভৃতি চেষ্টার কারণে আজও মানুষ উপকৃত হচ্ছে। তারই ছায়ায় 
অতিক্রম করছে নিজ নিজ পথ । আরও একটি কারণে একথা অবাস্তব নয়। 
কেননা লেখক “সাইয়িদ আহমদ শহীদ রে) -এর জীবন চরিত' (১-২) রচনার 
মাধ্যমে (যা ১৯৩৯ খৃস্টান্দে প্রথম প্রকাশিত হয়েছিল) তের শতকের শেষ পর্যন্ত 
(এবং যতদূর পর্যন্ত এশিয়া মহাদেশের সম্পর্ক রয়েছে), চৌদ্দ শতকের কতিপয় 
ধর্মীয় ব্যক্তিত্ব, মহান পুরুষ ও দাঈদের বিশেষতঃ হযরত মাওলানা মুহাম্মদ 
ইলিয়াস রে) -এর জীবনকর্ম_ সন্নিবেশিত করে এ ধারাকে নিজের যুগ-সময় 
পর্যন্ত পৌঁছে দিয়েছেন! এভাবে বস্তুতঃ 'তারীখে দাওয়াত ও আযীমাত' এর ষষ্ঠ 
খণ্ড এবং সপ্তম খণ্ডের বিরাট এক অংশও রচিত হয়ে যায়। আর আজ এ কাজ 
তৎপরবর্তী লেখক-গবেষকদের। তারা হিজরী তের শতকের মুসলিম বিশ্বের 
দাওয়াত ও সংস্কারের পতাকাবাহী ধর্মীয় নেতৃবৃন্দের খেদমত ও কর্মতৎপরতার 
উপর কলম ধরবেন, যারা বিভিন্ন মুসলিম অঞ্চলে জন্মগ্রহণ করে আমৃত্যু 
ইসলামের দাওয়াত, সংস্কার ও জিহাদ ফী সাবীলিল্লাহর কাজ আঞ্জাম দিয়ে 
গেছেন। এরপর চতুর্দশ শতকের বিশ্বময় সংস্কার, শিক্ষা ও চিন্তাধারা এবং 
দাওয়াতী কাজের জরিপ নিয়ে তার প্রতিচ্ছবি অংকন করবেন। কেননা 'তারীখে 
দাওয়াত ও আযীমাত" -এর বিষয়বস্তু বিশেষ কোন যুগ ও দেশের সাথে সুনির্দিষ্ট 
নয়। এর কার্যক্রম দাওয়াতী ও সংস্কারমূলক প্রচেষ্টা, ইসলামী চিন্তাধারার 
সংশোধন, ধর্মীয় জ্ঞানের পুনজীবন ও প্রসার; সমকালীন বিভ্রান্তি, কুসংস্কার ও 


Wwww.iscalibrary.com 


হযরত শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্দিসে দেহলভী (র)-এর জীবন ও কর্ম ১৩ 


প্রথা-প্রচলণের চাদর বিদীর্ণ করা আর দ্বীনের প্রাণ, বাস্তবতা, নিগুঢুতা ও অমূল্য 
রত্নসমূহ উদ্ভাসিত করা। সমকালীন ফেত্না-ফাসাদ, বিপর্ষয়-বিশৃঙ্খলা ও 
পথতরষ্টতা প্রতিরোধ ও বিদূরিত করার এই সংগাম ততদিন পর্যন্ত চলতে থাকবে, 
যতদিন পর্যন্ত এই দ্বীন বাকী থাকবে এবং এই দুনিয়া টিকে থাকবে । কাজেই 
কেউই এই বিষয়ের হক আদায় করে ফেলেছেন এবং এই ধারাকে প্রান্তসীমায় 
পৌঁছাতে পেরেছেন বলে দাবী করতে পারবেন না । হাদীস শরীফে এসেছে, 
4০৯) Ball ০৪১৯০ ৬ ০০৮৪4১৯০78৯ 95 ০৪ ৪৮1৯৯ Sass 
8 8959 ০8 
অর্থাৎ প্রত্যেক প্রজন্মে এমন ন্যায়পরায়ণ ও আল্লাহভীর লোক এ 
ইলমের ধারক-বাহক ও উত্তরাধিকারী হবেন, যিনি দ্বীন ধর্ম থেকে ঘাতক 
অবিশ্বাসী লোকদের রদবদল, বাতিলপন্থী লোকদের দাবী এবং মূর্খদের 
অপব্যাখ্যাসমূহ দূর করতে থাকবে। হযরত শাহ ওয়ালীউল্লাহ (র)-এর 
সংশোধন ও সংস্কারের পরিধি. স্বাভাবিকভাবেই ছিল অনেক ব্যাপক ও 
বহুমুখি। তাতে শিক্ষা ও চিন্তাগত রূপ ছিল অগ্রগণ্য । সুতরাং হাতে-কলমে 
শিক্ষাদান, লিখনী, কুরআন-হাদীসের প্রসার, যৌক্তিক ও এঁতিহ্যগত দলীল 
প্রমাণের মাঝে সমন্বয় সাধন, ফিকহী মাযহাবসমূহের মাঝে সামঞ্জস্য বিধান, 
শরীয়তের সৃক্তা ও উদ্দেশ্যসমূহের বিশ্লেষণ, আসন্ন বৈজ্ঞানিক যুগের গুরুত্ব 
দান, তরবিয়ত ও ইরশাদাত, ওয়াজ-নসীহত, ভারতে ইসলামী নেতৃত্ব- 
মূল্যবোধের হেফাজত, রাজনৈতিক উত্থান-পতন ও ক্রমবর্ধমান শক্তিগুলোর 
বাস্তবধর্মী তত্ত্বানুসন্ধান এবং তাদের মধ্যে মিল্লাতের নিরাপত্তা ও স্বকীয়তা 
অক্ষুণ্ন রাখার সম্ভাব্য সকল কৌশল গ্রহণ, ইসলামী জ্ঞান-বিদ্যায় 
মুজতাহিদসুলভ চিন্তা-গবেষণা এবং সংশ্লিষ্ট বিষয়ে পরিজ্ঞাত আলেম শ্রেণীর 
শরণাপন্ন হওয়ার চেষ্টা-সাধনা সবই অন্তর্ভুক্ত ছিল। এজন্য এ ব্যাপারে 
লেখকের যথেষ্ট মুতালা'আ ও চিন্তা-গবেষণার প্রয়োজন ছিল, যা কম 
আলোচনায় স্থান পেয়েছিল। সেই সাথে অন্যান্য ব্যস্ততা এবং দায়িত্বভারও 
ছিল. কাধে । তথাপি আল্লাহর শোকর, এ খণ্ড সম্পন্ন করতে ততটা বিলম্ব 
হয়নি, ইতোপূর্বে প্রথম দু'খণ্ডে যতটা হয়েছিল। 
লেখর তার সেসব প্রিয় বন্ধু, শুভাকাঙ্কী ও সহযোগীদের প্রতি নিতান্তই 
কৃতজ্ঞ. যারা বিষয়বস্তুর সহজতা, কিছু দীর্ঘ ফারসী ও আরবী ইবারতের 
অনুবাদ, কিতাবের পাণ্ডুলিপি তৈরী, বিন্যাস ও প্রুফে সাহায্য করেছেন। 
তাছাড়া প্রকাশনা, হস্তলেখা, মুদ্রণ যাচাই-বাছাইয়েও তাদের যথেষ্ট শ্রম 
Wwww.iscalibrary.com 


রয়েছে। তাদের মধ্যে মাওলানা শামস তাবরীয খান -এজলিসে তাহকীকাত 
ও নশরিয়্যাতে ইসলাম’ -এর. সহকর্মী, মাওলানা মুহাম্মদ বুরহানুদ্দীন সাভুলী 
উস্তাদ, তাফসীর ও হাদীস. বিভাগ দারুল উলূম নদওয়াতুল উলামা, 
মাওলানা আতীক আহমদ সাহেব -শিক্ষক, দারুল উলূম নদওয়াতুল উলামা, 
মাওলানা আবুল ইরফান সাহেব নদভী -শিক্ষক, দারুল উলূম নদওয়াতুল 
উলামা, মাওলানা সাইয়িদ মুহাম্মদ মুর্তাযা সাহেব নাকরী -কর্মকর্তা 
কুতুবখানা নদওয়াতুল উলামা, মাওলানা মুহাম্মদ হারুন -ইনচার্য রেজিস্টার 
বিভাগ, কুতুবখানা নদওয়াতুল উলামা এবং আমার ন্নেহাস্পদ মাওলানা 
নেছারুল হক নদভী বিশেষভাবে উল্লেখযোগ্য ও কৃতজ্ঞতার দাবীদার । 
শ্রদ্ধা্পদ মাওলানা নূরুল হাসান রাশেদ সাহেব কান্দলভী বিশেষভাবে 
কৃতজ্ঞতার হকদার । তিনি শাহ সাহেব রে) এর বংশীয় অবস্থা ও বংশধরদের 
ব্যাপারে যথেষ্ট মূল্যবান তত্ত্ব সংগ্রহ করে দিয়েছেন। কিছু বিষয়বস্তর রসদও 
যুগিয়েছেন। আমার স্নেহাস্পদ মাওলানা গুফরান নদভী এবং মাওলানা 
গিয়াসুদ্দীন নদভী পূর্বের মতই রচনা ও প্রকাশনায় এবং পাণ্ডুলিপি তৈরীর 
কাজে পরিপূর্ণ দায়িতৃশীলতা. ও যত্রুসহকারে অংশ নিয়েছেন। আল্লাহ 
তাআলা তাদের সবাইকে উত্তম প্রতিদান দান করুন। 

সবশেষে লেখকের দু'আ ও আশাবাদ হচ্ছে, এ খণ্ডটি সামান্য হলেও (এ 
সুমহান ও উঠু ব্যক্তিত্বের মর্যাদাযোগ্য হতে পারে বলার সাহস নেই, যার 
সম্পর্কে এই গ্রন্থনা) বিষয়বস্তু ও উদ্দেশ্যের দিক থেকে উপকারী, সাহস 
সঞ্চারকারী, চিন্তা-চেতনা ও বোধোদায়ক, অধিক অধ্যয়ন ও গবেষণার জন্য 
আন্দোলন সৃষ্টিকারী এবং চেষ্টা সাধনায় জন্য অনুপ্রেরণা দানকারী” হবে 
যাতে এই বিপ্লবের যুগে এবং বিপর্যয়-বিশৃডখলা ও ফেতনার যুগে বিশেষভাবে 
দিকনির্দেশনা পাওয়া যাবে। 


চি 


১২ রবীউস সানী ১৪০৪ হি. আবুল হাসান আলী নদভী 
১৬ জানুয়ারী ১৯৮৪ খৃ. ৯, বে-নবীর বলঢঙ্গ 
সোমবার বাঈকেল্লাহ, বোম্বাই 


Wwww.iscalibrary.com 


প্রথম অধ্যায় 
হিজরী বারো শতকের মুসলিম বিশ্ব 

হিজরী বারো শতকের ইসলামী রাষ্ট্রগুলোর অবস্থা 
ও বিপ্বুলোর পর্যালোচনার প্রয়োজনীয়তা 

'তারীখে দাওয়াত ও আযীমাত, গ্রন্থের চতুর্থ খণ্ডের প্রারম্ভে হযরত 
মুজাদ্দিদে আলফে সানী (র), হযরত শায়খ আহমদ সরহিন্দী (র) 1৯৭১ হি.- 
১০৩৪ হি.] -এর জীবন বৃত্তান্ত, তাঁদের সমকাল এবং তাদের মহান 
সংস্কারমূলক ও বৈপ্লবিক কর্মকাণ্ডের ব্যাখ্যা-বিশ্লেষণের সময় হিজরী দশ 
শতকের (যাতে হযরতের জন্ম এবং তাঁর চিন্তাধারা ও শিক্ষার প্রসার 
ঘটেছিল) ইতিহাসভিত্তিক ও গভীর অধ্যবসায়ের প্রয়োজনীয়তা বর্ণনার প্রসঙ্গে 
এসে গ্রন্থকার লিখেছিলেন, “আমাদেরকে এই এঁতিহাসিক বাস্তবতাকেও 
স্মরণ রাখতে হবে যে, একটি যুগ এবং সে যুগের পৃথিবী ও মানব সমাজ 
একটি বহতা নদীর মত, যার প্রতিটি তরঙ্গ আরেকটি তরঙ্গের সাথে সংশ্লিষ্ট । 
এজন্য একটি দেশ বহির্বিশ্ব থেকে যতটাই সম্পর্কহীন ও বিচ্ছিন্ন জীবনযাপন 
করুক না কেন, তথাপি পার্শ্ববর্তী দেশগুলোতে সংঘটিত গুরুত্বপূর্ণ 
ঘটনাসমূহ, বিপ্লব, পারস্পরিক যুদ্ধ-বিহ এবং ক্ষমতাধর শক্তি ও আন্দোলন 
থেকে একেবারেই প্রভাব লেশহীন বিচ্ছিন্ন থাকতে পারে না; বিশেষতঃ যখন 
সেস্ব ঘটনা তাদের স্বজাতি, সমমনা এবং একই ধর্মমতের অনুসারী 
প্রতিবেশি রাষ্ট্রে সংঘটিত হয়। কাজেই এই এতিহাসিক পর্যালোচনায় কেবল 
ভারতের ভূ-সীমানার মধ্যেই সীমাবদ্ধ থাকা সমীচীন হবে না । আমাদেরকে 
হিজরী দশম শতকের গোটা মুসলিম বিশ্ব বিশেষতঃ পার্শ্ববর্তী মুসলিম 
দেশগুলোর প্রতিও দৃষ্টি নিবন্ধ করতে. হবে। যাঁদের সাথে ভারতের 
রাজনৈতিক সম্পর্ক ছিল না বটে। কিন্তু ছিল ধর্ম, শিক্ষা, সভ্যতা ও 
সাংস্কৃতিক সম্পর্ক। সেখানে উষ্ণ-শীতল যে বাতাস প্রবাহিত হত, তার 
ঝাপটা বিরাট দূরত্ব থাকা সত্ত্বেও ভারত পর্যন্ত এসে পৌঁছাত।” 

হযরত শাহ ওয়ালীউল্লাহ রে) -এর জীবনবৃত্তান্ত এবং তাঁর সংস্কারমূলক 
কর্মকাণ্ডের উপর কলম ধরতে এই এঁতিহাসিক বাস্তবতাকে সামনে রাখা ও 
এই নীতি মেনে চলার প্রয়োজনীয়তা আরও বেশি। কেননা তার চিন্তাধারা ও 
শিক্ষা-দীক্ষায় পবিত্র হিজাযের মৌলিক প্রভাব ছিল৷ যেখানে তিনি (১১৪৩- 


Wwww.iscalibrary.com 


টি 


১১৪৪ হি.) এক বছরাধিককাল অবস্থান করেছেন এবং তৎকালীন সময়ের 
হাদীস শাস্ত্রের প্রাণপুরুষ ও শাস্ত্রীয় ইমাম শায়খ আবু তাহের মুহাম্মদ ইবনে 
ইবরাহীম কুরদী মাদিনী রে)-এর কাছে হাদীসের শিক্ষা সম্পন্ন করেছেন। 
যার হাদীসের সবকে মিসরসহ বিভিন্ন অঞ্চল থেকে হাদীসের ছাত্ররা এসে 
ভীড় জমাত। হারামাইনের আলেমদের সাথে (যারা ছিল বিভিন্ন মুসলিম দেশ 
ও আরব দেশের নাগরিক) তার দীর্ঘ সাহচর্য ছিল। সে সময় হিজায ছিল 
উসমানিয়া খেলাফতের শাসনাধীনে । আর মক্কার সম্থান্ত অভিজাত শ্রেণী ছিল 
উসমান পরিবারের সুলতানদের প্রতিনিধি হিসেবে গভর্নর ও শাসনকর্তার 
পদে অধিষ্ঠিত। হজ্জ পালন ছাড়াও (যা প্রতি বছর মুসলিম বিশ্বের উঁচু-উত্তম 
যন-মানসের অধিকারী এবং হারাম শরীফের আলোপ্রিয়াসীদেরকে এক স্থানে 
একত্রিত করে দিত) সে যুগে হারামাইন শরীফাইন বিশেষতঃ মদীনা 
মুনাওয়ারা হয়ে গিয়েছিল ইলমে হাদীসের সবচেয়ে বড় ও প্রাণকেন্দ্র । 
যেখানে পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল থেকে ইলমপিপাসুরা সমবেত হত। সেখানে 
সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক অবস্থার পর্যবেক্ষণ করা যেত। এসব 
দিক থেকে বিভিন্ন মুসলিম এবং আরব দেশগুলোর উন্নতি-অবনতি ও উদ্থান- 
পতন অনুমান করা যেত অনায়াসে । সেখানকার বিভিন্ন ব্যক্তিত্ব, মনীষী, 
সংস্কারমূলক আন্দোলন, দাওয়াতী কর্মকাণ্ড এবং বিচ্ছিন্নতা সৃষ্টিকারী 
অপতৎপরতা ও ষড়যন্ত্র সম্পর্কে অবগতি লাভ করা যেত। এমনকি মুসলিম 
বিশ্বের জীবন নাড়ির গতি-স্থিতি ও ইসলামের প্রাণস্পন্দন শোনা যেত। 
হযরত শাহ ওয়ালীউল্লাহ রে)-এর মত সচেতন ও দরদী মানুষ, যাকে 
আল্লাহর অসীম কুদরত সংস্কার ও দ্বীনকে পুনর্জীবিত করার মহান কাজের 
জন্য তৈরী করেছিলেন, নিশ্চয়ই তিনি এতে উপকৃত ও প্রভাবিত হয়ে 
থাকবেন। তিনি এর থেকে নিজ চিন্তাধারার প্রসারতা, দাওয়াত ও দর্শনের 
শ্েষ্ঠত্ব-উচ্চতার পুরোপুরি রসদ পেয়ে থাকবেন। 

অধিকন্তু ভারত শত শত বছর ধরে মধ্য এশিয়ার তাওরানী ও আফগান 
বংশের তুর্কি তরুণ যুবরাজদের রেসকোর্স এবং রাজনৈতিক ও শাসনের দিক 
থেকে তাদের পদানত ছিল।. সেখান থেকেই যে কোন সময় তার রাজত্বের 
প্রভাবাধীন অঙ্গরাজ্যে তেজী-সাহসী বীর শার্দূল আগমন করত এবং তার 
পতনোনুখ রাষ্ট্র ব্যবস্থা ও সামরিক শক্তিতে নতুন চেতনা ও তেজোদীপ্ততা 
আনয়ন করত। যখন ভারতে দীর্ঘকাল ধরে শাসনকারী গোষ্ঠী বার্ধক্য ও 
কলুষতার স্তরে নেমে আসত, তখন খয়বর উপত্যকা কিংবা বোলান 


Wwww.iscalibrary.com 


হযরত শাহ ওয়ালী উল্লাহ মুহান্দিসে দেহলভী (র)-এর জীবন ও কর্ম ১৭ 


উপত্যকার পথে এক তেজী সাহসী সামরিক শক্তি ভারতে আগমন করত 
এবং এই শাসন ব্যবস্থায়, যাদের ছিল এক ধর্ম ইসলাম, একই মাযহাব 
আহলে সুন্নাত ওয়াল জামাত, একই আইন শরীয়তে মুহাম্মাদী, একই ভাষা 
তুর্কি ও ফারসী এবং একই সংস্কৃতি (আরবী, ইরানী, তুর্কি ও ভারতীয় 
প্রভাবের সংমিশ্রণ); তাতে শক্তির একটি ইনজেকশন দিত। দান করত তাকে 
এক নতুন জীবনের সন্ধান । 

আরও মনে রাখতে হবে, সম্রাট বাবরের দেশ অবরোধ এবং মোঘল 
সাম্রাজ্য প্রতিষ্ঠার পর থেকে আফগানিস্তান ও তার গুরুত্বপূর্ণ প্রদেশ কাবুল- 
কান্দাহার ছিল বিশাল ভারতীয় মুসলমান সাম্রাজ্যের এক অংশ, তার বহিঃদুর্গ 
ও ঘীঁটি। ইরান স্ম্রাট নাদের শাহের ভারত আগমন ও দিল্লী আক্রমণ 
হয়েছিল শাহ সাহেব রে)-এর যুগে । তার যুগেই কান্দাহারের শাসক আহমদ 
শাহ আবদালী কয়েকবার ভারতের দিকে রওনা হয়েছেন। অবশেষে হিজরী 
১১৭৪ মোতাবেক ১৭৬১ খুস্টাব্দে পানিপতের যুদ্ধে মারাঠীদেরকে পরাজিত 
করে ইতিহাস ও ঘটনার গতিধারা বদলে দিয়েছেন । মোগল সাম্রাজ্যকে রক্ষা 
করা এবং ভারতীয় মুসলিম সমাজ ও ধনিক শ্রেণীকে নতুন ভূমিকা রাখার 
সুযোগ করে দিয়েছেন। যা তিনি তার নিছক যোগ্যতায় করতে পারেননি । 

এসব ঘটনা কেবল তার যুগেই হয়নি বরং শেষোক্ত ঘটনায় তার 
দিকনির্দেশনাও ছিল। এ দুই আক্রমণকারী ইরান ও আফগানিস্তানের সাথে 
সম্পৃক্ত ছিলেন। এজন্য শাহ সাহেব রে)-এর যুগ আর হিজরী বারো শতকৈর 
পর্যালোচনায় তাদের দু'জনের অবস্থা ও রাজনৈতিক বিপ্লবকে উপেক্ষা করা 
যায় না। 


ভারতের উপর ইরানী সভ্যতা ও সংস্কৃতির প্রভাব 

ভারতবর্ষ যেভাবে হিজরী পঞ্চম শতক থেকে রাজনৈতিক ও 
সামরিকভাবে তুকিস্থান ও আফগানিস্তানের কর্তৃত্বাধীন ছিল, তদ্রুপ তার 
শিক্ষা-সাহিত্য, সভ্যতা-সংস্কৃতি ও চিন্তাগতভাবে ছিল কমবেশি ইরানের দ্বারা 
প্রভাবিত। সেখানকার সাহিত্য, কবিতু, তাসাওউফের সিলসিলা ও তরীকা 
এমনকি সেখানকার পাঠ্যসূচী, শিক্ষাব্যবস্থা এবং সেখানকার আলেমে দ্বীন ও 
শাস্ত্রীয় পপ্তিতগণের রচনাবলি ভারতবাসীর মন-মানসে ছেয়ে যায়। বিশেষতঃ 
বাদশা হুমায়ূনের ইরান গমন এবং সেখানকার সাহায্যে ভারতবর্ষের 
পুনরুদ্ধারের পর থেকে। অধিকন্ত বাদশা আকবরের শাসনামলে আমীর 
ফাতহুল্লাহ শিরাজী ও হাকীম আলী গায়লানীর আগমনের পর থেকৈ ভারত 
তার পাঠ্যতালিকা, শিক্ষাব্যবস্থা, উৎকর্ষতার মান নির্ণয়, যুক্তিবিদ্যা ও দর্শন 


ফর্মা-০২ wwuw.iscalibrary.com 


শাস্ত্রে ইরানের পুরোপুরি অনুসারী হয়ে যায়। এক্ষেত্রে মূলতঃ ভারতের উপর 
ইরানের সর্বোচ্চ কর্তৃত্ব প্রতিষ্ঠা হয়ে যায়। এ বাস্তবতাকে সামনে রেখে 
আমরা এই এতিহাসিক পর্যালোচনায় ইরান এবং সেখানে সংঘটিত 
ঘটনাপ্রবাহের প্রতি কিভাবে মনোনিবেশ না করে পারি? 
উসমানিয়া রাজত্বের শ্রেষ্ঠত্ব ও গুরুত্ব 

আফগানিস্তান ও ইরানের প্রতিবেশি রাষ্ট্রগুলো ব্যতিত আমরা সেই 
উসমানিয়া রাজত্ব থেকেও চোখ বন্ধ করতে পারি না, যা দশ শতকের শুরু 
থেকে রক্ষা করে যাচ্ছিল খেলাফতের মসনদ । যার অবস্থান ভৌগোলিকভাবে 
ভারত থেকে অনেক দূরে ইউরোপ ও ক্ষুদ্র এশিয়ার মাঝামাঝি ছিল। কিন্তু 
আরব দেশগুলো (মিসর, সিরিয়া, ইরাক, ইয়ামেন, নজদ, হিজায ও উত্তর 
আফ্রিকার এক বিরাট অংশ) তার শাসনাধীন ছিল। হেরেম শরীফ ও পবিত্র 
স্থানগুলোর তত্বাবধায়ক ও মুতাওয়াল্লী ইসলামী খেলাফতের ধারক ও রক্ষক 
হওয়া, একটি বৃহৎ শক্তি ও রাজত্বের মর্যাদা হিসেবেও এবং পাশ্চাত্য ও 
ইসলামবিদ্বেষী শক্তিগুলোর দৃষ্টিতে ইসলামী শক্তির নিদর্শন, বহুবিধ ইসলামী 
স্বার্থ রক্ষার অতন্দ্র প্রহরী ও কর্ণধার হওয়ার কারণেও তামাম পৃথিবীর 
মুসলমান একে সম্মানের চোখে দেখত । সেখানকার নিত্যদিনের ঘটনাপ্রবাহ 
সম্পর্কে বিশ্ববাসী নিছক আগ্রহই রাখত না বরং বিরটভাবে প্রভাবিত হত 
এবং শিক্ষাগ্রহণ করত। 

হযরত শাহ ওয়ালীউল্লাহ রে)-এর মত উদার দৃষ্টিসম্পন্ন ব্যক্তিত, 
ইসলামের ইতিহাসে যার গভীর দৃষ্টি ছিল, তিনি উসমানিয়া রাজত্ব সম্পর্কে 
কেবল দৃষ্টিপাতই করতেন না বরং খেলাফতের শরঈ অবস্থান এবং 
রাজনৈতিক ও সামাজিক গুরুত্ব সম্পর্কেও ওয়াকিফহাল ছিলেন। দ্বীন-ধর্ম, 
চরিত্র, সমাজ-সংস্কার, সুস্থ সভ্যতা-সাংস্কৃতি ও অর্থনীতির জন্য স্বাধীন রাষ্ট্র 
এবং সুস্থধারার ডানপন্থী রাজনৈতিক শক্তিকেও তিনি জরুরী মনে করতেন। 
মুসলমানদেরকে না কেবল স্বদেশ বরং গোটা বিশ্বে তিনি এক প্রভাবশালী 
এবং সত্যের আদেশ ও মিথ্যার নিষেধকারী শক্তিবূপে দেখার আশাবাদী 
ছিলেন না। তিনি মুসলমানদের সর্ববৃহৎ রাজত্বের উত্থান-পতন এবং তার 
অভ্যন্তরীণ. স্থিতিশীলতা ও কিক্ষিপ্ততায় কিভাবে চোখ বন্ধ করে রাখতে 
পারেন? বিশেষতঃ যখন তিনি এক বছরের বেশি সময় যাবৎ তার অতীব 
প্রিয়, উৎকৃষ্টতর ও সম্মানিত দেশ হিজাষে চোখ-কান খোলা রেখে, 
সচেতনতা ও অন্তর্দষ্টিসহ অবস্থান করেছিলেন এবং তার বিজিত ও 
শাসনাধীন রাষ্ট্রসমূহ মিসর, সিরিয়া ও ইরাক থেকে আগত লোকদের মুখে 


Wwww.iscalibrary.com 


হযরত শাহ ওয়ালী উল্লাহ মুহাদিসে দেহলভী (র)-এর জীবন ও কর্ম ১৯ 


সেসব প্রতিক্রিয়া শুনেছিলেন, ষা উসমান পরিবারের সুলতান, তাদের 
মন্ত্রীর্গ, শায়খুল ইসলাম ও তুর্কি আলিমদের চিন্তাধারার প্রভাবে সেসব 
রাষ্ট্রের শিক্ষা ও ধর্মীয় পরিবেশ ও কেন্দ্রে পড়ছিল। এজন্য আমাদেরকে 
হিজরী বারো (খৃস্ট আঠার) শতকের উসমানিয়া শাসনের প্রতিবেশি পশ্চিমা 
খৃস্টদেশগুলোর সাথে তার সম্পর্ক, জয়-পরাজয়, অপসারণ ও সমাসীন এবং 
রাজনৈতিক শক্তির উ্থান-পতনের উপরও একটি সংক্ষিপ্ত দৃষ্টি দিতে হবে। 


মুসলিম বিশ্বের রাজনৈতিক অবস্থা 

আমরা এ মুহূর্তে প্রথমে মুসলিম বিশ্বের রাজনৈতিক অবস্থা, রাজতৃ- 
ক্ষমতা পরিবর্তন, নানা বিপ্রব এবং গুরুত্বপূর্ণ ঘটনাবলির প্রতি দৃষ্টি নিবদ্ধ 
করব। এরপর মুসলিম বিশ্বের শিক্ষাগত, ধর্মীয়, চারিত্রিক ও আধ্যাত্মিকতার 
পর্যালোচনা করব। 


বারো শতকের উসমানিয়া শাসন 

শাহ সাহেব (র) হিজরী ১১১৪ সালে জন্মগ্রহণ করেন আর ইন্তিকাল 
করেন হিজরী ১১৭৬ সালে। এ সময়ের (৬২ বছর) মধ্যে উসমানিয়া 
রাজত্বের সিংহাসনে পাচজন শাসক দ্বিতীয় মোস্তফা (মৃত্যু ১১১৫ হি.), 
তৃতীয় আহমদ (মৃত্যু ১১৪৩ হি.), প্রথম মাহমূদ (মৃত্যু ১১৬৭ হি.), তৃতীয় 
উসমান [মৃত্যু ১১৭১ হি.) এবং তৃতীয় মোস্তফা (১১৭১ হি.-১১৮৭ হি, 
মোতাবেক ১৭৫৭ খৃ.-১৭৭৪ খৃ.) আসা-যাওয়া করেছেন। 

শাহ সাহেবের চিন্তাধারা ও সংস্কারকর্মের যুগে তৃতীয় আহমদ, প্রথম 
মাহমুদ, . তৃতীয় উসমান এবং তৃতীয় মোস্তফা এই মোঘল রাজত্ব ও 
সিংহাসনের লাগাম সামলে ধরেন। কিন্তু গুরুত্বপূর্ণ সময়; শাহ সাহেবের 
জীবনের শেষ পাঁচ বছর তৃতীয় মোস্তফার শাসনামলে অতিবাহিত হয়। 

তৃতীয় মোস্তফা ষোল বছর আট মাস শাসন করেন। তার যুগে 
উসমানিয়া রাজত্ব ও রুশদের মাঝে যুদ্ধ হয়। এ যুদ্ধে উসমানিয়া রাজত্বের 
(১৭৬৯ খু.) পরাজয় হয়। যেখানে রুশদের কোনও কৃতিত্ব ছিল না। এটা 
কিছু দুর্ঘটনা ও ব্যবস্থাপনার দুর্বলতার পরিণতি ছিল মাব্র। রুশ জেনারেল 
আলফানেস্টোন কনস্টান্টিনোপল আক্রমণেরও মনস্থ করেন। কিন্তু তাকে 
দমন করা হয়। মোস্তকা খান সামরিক শক্তি বৃদ্ধি এবং সংক্কারেরও পদক্ষেপ 
নেন। কিছুটা সামরিক সফলতাও অর্জন করেন। রুশরা সন্ধির জন্য বিভিন্ন 
শর্ত উপস্থাপন করে, যা ছিল লাঞ্কনাকর। বোখারসটে ১৩ শাবান ১১৮৬ 
হিজরী (শাহ. সাহেবের ইন্তিকালের দশ বছর পর) মোতাবেক ৯ নভেম্বর 

Wwww.iscalibrary.com 


১৭৭২ খৃস্টাব্দে একটি কনফারেন্স হয়। সেখানেও কিছু শর্ত পেশ করা হয়। 
উসমানিয়া শাসন সেগুলোকে প্রত্যাখ্যান করে তুর্কি সৈন্যদেরকে যুদ্ধ শুরু 
করার নির্দেশ দেয়। পরিণামে রুশবাহিনীর পরাজয় বরণ করতে হয়। 
রুশদের প্রতিক্রিয়া ছিল এমন যে, উসমানী সৈনিকগণ যখন বাজারজাক 
(বর্তমান নাম 7০৮) দিয়ে অতিক্রম করেন, তখন শহরের সকল 
মানুষ বাড়িঘর ছেড়ে চলে যায়। এঁতিহাসিক হোমার লিখেন, “মুসলমানগণ 
আগুনে চরানো বহু হাড়ি পেয়েছে, যাতে গোশত ছিল।” ৮ যিলকদ ১১৮৭ 
হিজরী মোতাবেক ১৭৭৪ খৃস্টাব্দের ১২ জানুয়ারী সুলতান তৃতীয় মোস্তফা 
ইন্তিকাল করেন। এঁতিহাসিকগণ তার ন্যায়-ইনসাফ ও কল্যাণ কাজের 
আশ্রহ-উদ্যম ও প্রচেষ্টার প্রশংসা করেন। তিনি তার শাসনামলে অনেক 
মাদরাসা ও খানকা প্রতিষ্ঠা করেন। 

শাহ সাহেব রে)-এর যৌবনকালে উসমানিয়া সাম্রাজ্যে প্রেসের প্রচলন 
হয়। প্রথম প্রেস প্রতিষ্ঠা হয় কনস্টান্টিনোপলে । সে যুগেই নজদ ও হিজাযে 
শায়খ মুহাম্মদ ইবনে আবদুল ওয়াহ্‌হাব (১১১৫-১২০৫ হি.)-এর আন্দোলন 
পত্র-পল্পবিত হয় ।৯ 

তৃতীয় উসমানের যুগে আলী বে (ওরফে শায়খুল বালাদ) মিসরের শাসন 
ও সরকার ব্যবস্থার উপর পুরোপুরি অস্থির হয়ে ওঠেন। তিনি রোম সাগরে 
অবস্থানরত রুশ জেনারেলের সাথে আঁতাত করেন। চুক্তি করেন, তিনি 
তাদেরকে রসদ ও অস্ত্রশস্ত্র দিয়ে সাহায্য করবেন। যাতে মিসর স্বাধীন রাষ্ট্র 
হয়ে যায়। তার সাহায্যে আলী বে গাধ্যাহ, নাবলুস, কুদস, ইয়াকাহ ও 
দামেশক দখল করতে সফল হন। তিনি আনাতোলিয়ার সীমান্তের দিকে 
যাত্রার প্রস্তুতি নিচ্ছিলেন। ইত্যবসরে তার অধীনস্থ এক সৈনিক আবুয যাহাব 
নামে প্রসিদ্ধ মুহাম্মদ বে তার বিরুদ্ধে বিদ্রোহের ঝাণ্ডা উত্তোলন করে । যার 
ফলে আলী বে-কে মিশরে ফিরে আসতে হয় আর সে হয় পরাজিত। এই 
গৃহযুদ্ধ ও বিচ্ছিননতার ফলে বৈরুতের উপর রুশ জাহাজগুলো অগ্নিসংযোগ 
করে। এতে প্রায় তিনশ ঘরবাড়ি ধ্বংস হয়ে যায়। মিসরে মহররম ১১৮৭ 
হিজরীতে আলী বে এবং মুহাম্মদ বে -এর সৈন্যদের মাঝে লড়াই হয়। আবুয্‌ 


> বিস্তারিত দ্রষ্টব্য তারীথুত দাওলাহ আলইন্লিয়াতুল উসমানিয়া। পরবর্তীকালে সউদ ইবনে আবদুল 
আযীয (১১৬৩-১২২৯ হি.) আমীরে নজদ এই, দাওয়াত, মুজাহিদসূলভ চেতনা ও সামরিক শক্তি 
প্রয়োগের মাধ্যমে ১২১৮ হিজরীতে হিজায ও আরব উপদ্বীপের বিরাট অংশের উপর দখল প্রতিষ্ঠা করে 
নেন। ১২৩৪ হিজরীতে খদিউ মুহাম্মদ আলী মিসর শাসকের প্রচেষ্টায় এ অংশের উপর পুনরায় তুর্কি 
রাজত্বের পূর্ণ দখল প্রতিষ্ঠিত হয়। নাজিদী আমীর আবদুল্লাহ ইরনে -সঁউদ ইবনে আবদুল আযীযকে 
কনস্টান্টিনোপল পাঠিয়ে দেওয়া হয়। সেখানে তাকে হত্যা করে ফেলা হয়। 
Wwww.iscalibrary.com 


হযরত শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্দিসে দেহলভী (র)-এর জীবন ও কর্ম ২১ 


যাহার ওরফে মুহাম্মদ বে বিজয় লাভ করে । আর আলী বে বন্দি হয়ে মুমূ্য 
অবস্থায় মৃত্যুবরণ করে। তার শিরোচ্ছেদ করে চারজন রুশ অফিসারসহ 
উসমানী গভর্নর খলীল পাশার নিকট পাঠিয়ে দেওয়া হয়। তিনি তাদেরকে 
কনস্টান্টিনোপল রওনা করে দেন। আর মিসর পুনরায় উসমানিয়া রাজত্বের 
পুরোপুরি অধীন হয়ে যায়। 


হিজাযের অবস্থা 

শাহ সাহেব রহ. যখন হিজায সফর করেন এবং হারামাইন শরীফাইনে 
দীর্ঘ অবস্থান করেন, তখন সুলতান প্রথম মাহমূদ (১১৪৩-১১৬৭ হি.)-এর 
রাজত্ব ও শাসনকাল ছিল। 

সে সময় হিজাষে উসমানিয়া সাম্রাজ্যের প্রতিনিধি ও নেতা আমীরে 
হিজায (ওরফে শরীফ) মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে সাঈদ ইবনে যায়েদ 
ইবনে মুহসিন আল-হাসানী (মৃত্যু : ১১৬৯ হি.) ছিলেন হিজাযের শাসক। 
যিনি আপন পিতার ইন্তিকালের পর ১১৪৩ হিজরীতে হিজাযের শাসনকর্তা 
নিযুক্ত হন।২ 

তার যুগ ছিল গৃহযুদ্ধ ও নেতৃত্বের মোহে সাম্প্রদায়িক দাঙ্গা আর 
গোষ্ঠীগত টানাপোড়েনের যুগ। ১১৪৫ হিজরীতেই তার চাচা মাসউদ ইবনে 
সাঈদ তাকে পদচ্যুত করে হিজাযের শাসন ক্ষমতা দখল করে। কিন্তু ১১৪৬ 
হিজরীতে তিনি পুনরায় সে মসনদ লাভ করেন। এরপর আবার তার চাচা 
তাকে. বরখাস্ত করেন এবং ১১৬৫ হিজরী পর্যন্ত আমরণ তিনি সে পদে 
অধিষ্ঠিত ও শাসনকর্তা ছিলেন। তার যুগে হিজাষে স্থিতিশীলতা ও শান্তি- 
নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়। এঁতিহাসিকগণ তাকে সচেতন ও রাজনৈতিক 
দূরদর্শী ব্যক্তিত্ব বলে মনে করেন ।5 

হিজরী বারো শতকের মধ্যভাগে পথের নিরাপত্তাহীনতা, যাযাবরদের 
লুটতরাজ ও অরাজকতার বিভীষিকা ইতিহাসের বই-পুস্তক ও হজের 


২ মক্কার আমীরগণের (যারা নির্বাচিত হত হাসানী বংশ থেকে এবং এ কারণে তাদেরকে “আশরাফ' 
উপাধিতে ভূষিত করা হত।) ধারাবাহিকতা চতুর্থ হিজরী শতকের প্রথম তৃতীয়াংশ থেকে শুরু হয়ে 
গিয়েছিল। প্রথম শরীফে-মক্কা নিযুক্ত হন আব্বাসী খলীফা আল-মুতী লিল্লাহ (৩৩৪-৩৬৩ হি.) এর 
যুগে । সুলতান সেলিমের সিরিয়া ও মিসর দখল এবং হারামাইন শরীফাইনকে নিজের করতলে নেওয়ার 
সময় পর্যন্ত মক্কার শরীফগণ নিযুক্ত হতেন মিসরের অনুগত বংশের শাসকবর্গের পক্ষ থেকে। সুলতান 
সেলিম তৎকালীন শরীফে-মন্ধা সাইয়িদ বারাকাত এবং তার পুত্র সাইয়িদ আবু মামীকে স্বপদে বহাল 
রাখেন। তিনি যথারীতি মক্কার আমীর থাকেন। তার পরবর্তীতে এই ধারা শরীফ হুসাইনের শাসন পর্যন্ত 
চালু থাকে। যিনি (জুন ১৯১৬ খৃ.) শাবান ১৩৩৪ হিজরীতে উসমানিয়াদের বিরুদ্ধে বিদ্রোহ করেন এবং 
জানুয়ারী ১৯২৬ খৃষ্টাব্দে সুলতান ইবনে সউদের হাতে হিজাযের ক্ষমতা হারাল ' 

* আল আলাম : ৮/১১১-১১২ 


Wwww.iscalibrary.com 


ভ্রমণকাহিনীতে আমভাবে পাওয়া যায়। যা রাজত্বের প্রাণকেন্দ্র 
€কনস্টান্টিনোপল) এর দূরত্ব, তুর্কিদের হিজাযের আভ্যন্তরীণ বিষয়ে যতদূর 
সম্ভব হস্তক্ষেপ করা থেকে বিরত রাখার কৌশল, মক্কার শরীফদের (যারা 
ছিলেন প্রসিদ্ধ হাসানী সাদাতের বংশধর) ব্যাপারে অতিরঞ্জিত নমনীয়তা ও 
উদারতা, আরবীদের ব্যাপারে সীমাতিরিক্ত শ্রদ্ধা-ভক্তি ও তাদের বাড়াবাড়ি 
সম্পর্কে ভ্রক্ষেপহীনতার রাজনীতি, অধিকন্তু হিজাযের নেতৃত্বে 
পরিবারতান্ত্রিকতা ও একই বংশে সীমাবদ্ধ হওয়ার অলৌকিক পরিণতি ছিল 
নিশ্চিতভাবে বলা যায়, শাহ সাহেব (র) এসব অরাজক-অস্থিরতাপূর্ণ অবস্থা, 
নেতৃত্ব ও ক্ষমতার মসনদের জন্য হিংসাত্মক ও বিদ্বেমূলক ছন্দ-সংঘাত 
এবং আইন-শৃঙ্খলার দুর্বলতাকেও তার অস্তর্দষ্টিতে দেখে থাকবেন। ধর্মীয় 
মূল্যবোধে নিবিষ্ট অন্তর দিয়েও উপলব্ধি করে থাকবেন। সুতরাং চাচা- 
ভাতিজার মধ্যে ক্ষমতার মসনদের জন্য যে লড়াই ১১৪৫ হিজরীতে সংঘটিত 
হয়েছে, বিস্ময়ের কিছু নয় তা শাহ সাহেবের হারামাইনে অবস্থানকালেই 
হয়েছে। আর তিনি এর থেকে সুদূরপ্রসারী ও চারিত্রিক অবনতির সাক্ষ্য- 
প্রমাণ চয়ন করেছেন। 


ইয়ামেন 

ইয়ামেনেও প্রায় এ ধরনের শাসনব্যবস্থা চালু ছিল। সুতরাং রাজনৈতিক 
ও আন্তর্জাতিকভাবে উসমানিয়া সাম্রাজ্যের অধীন এবং রাজত্বের পক্ষ থেকে 
নিযুক্ত তুর্কি গভর্নর থাকা সত্ত্বেও সেখানে নেতৃত্ব (ইমামত) ব্যবস্থা চালু ছিল। 
যা ইয়ামেনে তৃতীয় হিজরী শতকের মাঝামাঝি থেকে চলে আসছিল। যাতে 
বংশগতভাবে সাদাত আর মাযহাব হিসেবে যায়দী* ব্যক্তিবর্গ অধিষ্ঠিত ছিল। 
ইয়ামেনবাসী তাদের হাতে খেলাফতের বায়'আত গ্রহণ করত । তাকে বলা 
হত ইমাম। উক্ত পদে সমাসীন ব্যক্তির ইজতিহাদের যোগ্য মানসম্পন্ন হওয়া 
এবং স্বীয় মাযহাবে প্রসিদ্ধ ও বিদগ্ধ আলিম হওয়াকে অনিবার্য মনে করা 
হত । সম্রাট সুলাইমান ফানুনী ইবনে ইয়ায়ুয সেলিমের শাসনামলে ইয়ামেন 


£ আল্লামা মুহাম্মদ আবু যাহরা স্বরচিত “তারীখুল মাযহাব আল ইসলামিয়া" গ্রন্থে অভিমত প্রকাশ করে 
লিখেন, যায়দী শী'আ সম্প্রদায়গুলোর মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের অতি নিকটতর ও 
ভারসাম্যপূর্ণ একটি দল। তারা ইমামদেরকে নবুওয়াতের স্তরে পৌঁছায়নি; রাসূলুল্লাহ (স) এর পরে 
কেবল তাদের শ্রেষ্ঠত্বের দাবী করে । তারা সাহাবায়ে কিরামকে কাফির আখ্যা দেয় না। তারা মনে করে, 
যে.ইমামের অসিয়ত নবী (স) করেছিলেন, নাম ও ব্যক্তিত্ব হিসাবে তাকে নির্ধারণ করেননি বরং গুণাবলি 
বর্ণনা করেছিলেন। যা হযরত আলী (রা) এর উপর প্রযোজ্য হয়। আল্লামা আবু যাহরা-এর গবেষণা 
মতে, এই ফিরকার মুখপাত্র ইমাম যায়েদ ইবনে ইমাম যাইনুল আবেদীন শায়খাইন (হযরত আবু বকর 
ও হযরত উমর (রা) এর খেলাফতের প্রবক্তা ছিলেন। তিনি তাদের খেলাফতকে সঠিক বলে মানতেন। 
পৃ: ৪৭-৪৯ 
Wwww.iscalibrary.com 


ছিল উসমানিয়া সাম্রাজ্যের অন্তর্ভুক্ত । সে সময় ইয়ামেনের ইমামগণের সন্তান 
ও সহচর সাইয়িদ মুতাহহার ইবনে ইমা শরফুদ্দীন ছিলেন (মৃত্যু ৭৮০ হি.) 
সেখানকার শাসক ও ইমাম । তুর্কি শাসক ও নেতা সিনান পাশা এবং তার 
মধ্যে যুদ্ধ হয়। অনন্তর ইয়ামেন উসমানিয়া সাম্রাজ্যের পদানত হয়ে যায় ।* 
কিন্তু তুর্কিরা হিজাযের মত এখানেও নেতৃত্ব ও শাসন ব্যবস্থা চালু রাখে এবং 
এক ধরনের আভ্যন্তরীণ স্বাধীনতা দিয়ে দেয়। হযরত শাহ ওয়ালীউল্লাহ (র) 
যখন হিজাযে ছিলেন, সে সময় ইয়ামেনে ইমাম মনসুর বিল্লাহ হুসাইন ইবনে 
মুতাওয়াক্কিল আলাল্লাহু কাসিম ইবনে হুসাইন ইয়ামেনের ইমাম ছিল। 

যার নেতৃত্ব ও শাসনকাল চালু ছিল ১১৩৯ হিজরী থেকে ১১৬১ হিজরী 
পর্যন্ত । যাইদী মতবাদের শাসন ও প্রসারতা সত্বেও অধিকাংশ প্রজা সাধারণ 
ছিল সুন্নী ও শাফিঈ মতাদর্শের অনুসারী । ইয়ামেন বারো ও তের হিজরী 
শতকে ইলমে হাদীসের গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। যেখানে বারো শতকে 
আলআমীর (মৃত্যু ১১৪২ হি.) আর তের শতকে “নাইলুল আওতার’ প্রণেতা 
আল্লামা. মুহাম্মদ ইবনে আলী শাওকারী [মৃত্যু ১২৫৫ হি.)। হিজাব 
অবস্থানকালে শাহ সাহেব (র) স্থানীয় নৈকট্য বা প্রতিবেশি এলাকা হওয়া 
এবং শিক্ষাগত সম্পর্কের কারণে ইয়ামেনের আলেমদের রচনাবলি ও তাদের 
মুহাদ্দিসসুলভ খেদমত সম্পর্কে অবশ্যই জেনে থাকবেন। 


ইরান 

ইরানে ছফাবী বংশের রাজত্ব চলে দু'বছর। কিন্তু এরপর কুদরতের 
অমোঘ বিধান অনুসারে তার উপর বার্ধক্য ও জীর্ণতার সেই যুগ এসে 
গিয়েছিল, যা দার্শনিক এতিহাসিক ইবনে খালদুনের ভাষায় “আসার পরে 
যাওয়ার নাম নিত না।' ৮483 219340১1১28] ০! তথা কোন রাজ্যে 
যখন বার্ধক্য ছেয়ে যায়, তারপর আর যৌবন. ফিরে আসে না। এই 
অবস্থাদৃষ্টে সমমানের পার্শ্ববর্তী দেশ আফগানিস্তান ফায়দা লুটে নেয় এবং 
সেখানকার দূরদর্শী অকুতোভয় শাসক মাহমুদ খান গলযাঈর নেতৃত্বের 
১১৩৪ হিজরীতে ইরান আক্রমণ করে ইস্পাহান জয় করে নেয়। হুসাইন শাহ 
বন্দি হন। আফগানীরা বাকী দেশও জয় করার মনস্থ করে। কিন্ত তাদের 
সংখ্যা এত বেশি ছিল না যে, গোটা দেশ তাদের দখলে রাখতে পারে । 


« বিস্তারিত দ্রষ্টব্য- আল্লামা কুতুবুদ্দীন নাহরোয়ানী পাটনী হানফী বিরচিত ঢ5এ। 3 ৯) 30 
Jl 


Wwww.iscalibrary.com 


মাহমুদ খান তিন বছর রাজত্ব করার পর ১১৩৭ হিজরী মোতাবেক ১৭২৪ 
খৃষ্টাব্দে চিরস্থায়ী মুলুকের পথে যাত্রা করেন। তার স্থলবর্তী আশরাফ খানের 
যুগে দেশে অনিয়ম-বিশৃঙ্খলা ছেয়ে যায়। সে সময় রুশ শাসক পিটার প্রধান 
ইরানের উত্তরাঞ্চলীয় জেলাসমূহে আক্রমণ করে। সন্ধির কারণে ইরানকে 
তার অনেকগুলো শস্য-শ্যামল ও গুরুত্বপূর্ণ জেলা হাতছাড়া করতে হয়। 
ইরান সম্রাট ছিলেন বদ্দি। সৌভাগ্যক্রমে যুবরাজ তুহমাসপ একজন সুযোগ্য, 
দৃঢ়চিত্ত ও দূরদর্লী নেতা পেয়ে যান, যিনি বংশগতভাবে নগণ্য হলেও নিজের 
যোগ্যতা ও দক্ষতার কারণে সেই দলভুক্ত ছিলেন, যারা নতুন রাজত্বের ভিত্তি 
প্রস্তর রাখতে পারে। সে ছিল নাদের শাহ আফশার। 


নাদের শাহ আফশার 

নাদের তুহমাসপকে তার পৈতৃক মসনদে বসিয়ে দেয়া হয়। তখন ছফাবী 
রাজত্ব ছিল পতনোনুখ ৷ তার দ্বিতীয়বার উত্থানের কোনও লক্ষণ ছিল না। 
গোটা রাজ্যে কিক্ষিপ্ততা ও অবিশ্বাস ছাড়িয়ে পড়েছিল। নাদের এ পরিস্থিতি 
থেকে ফায়দা লুটে নিয়ে একটি নতুন সমরশক্তি সংঘটিত করে । তার 
বিচক্ষণতা ও সাহসিকতা ইবানীদের মধ্যে এক নতুন প্রাণ সঞ্চার করে৷ 
অন্ধকার পানির মত উথলে উঠে এবং গোটা রাজ্যে ছেয়ে যায়। তিনি ১১৪৩ 
হিজরী মোতাবেক ১৭৩০ খৃস্টাব্দে আফগানীদেরকে ইরান থেকে সম্পূর্ণরূপে 
বিতাড়িত করে দেন। আর ১১৪৬ হিজরী মোতাবেক ১৭৩৩ হুস্টাব্দে 
রুশবাহিনীকে কাম্পিয়ান সাগরের উপকূলে গতিরোধ করে সম্মানজনক ও 
সহনশীল শর্তে সন্ধি স্থাপন করেন। আরবদেরকে দেশের পশ্চিম সীমান্তে 
প্রতিরোধ করেন। রোম সম্রাটকে দক্ষিণাঞ্চল থেকে পিছপা হতে বাধ্য করেন 
এবং প্রাচীন ইরান রাজত্বের অঞ্চলগুলো ভিনদেশিদের হাত থেকে পুনরুদ্ধার 
করেন। হিজরী ১১৪৮ (১৭৩৫ খু.) ইরান সাম্রাজ্য এতটাই বিস্তৃতি লাভ করে 
যে, তার সীমানা প্রাচীন অবস্থায় ফিরে আসে । ১১৫০ হিজরী মোতাবেক ১৭৩৭ 
খৃস্টাব্দে ছফাবী বংশের যবনিকাপাত ঘটে যায়। নাদের শাহ আফসার তখন 
ইরানের একজন সম্রাট ছিলেন। এনসাইক্লোপিডিয়া বিশ্ব ইতিহাস রচয়িতার 
বর্ণনানুমারে ‘নাদের শাহ রাজত্বের সিংহাসন এ শর্তে গ্রহণ করেছিলেন যে, 
ইরাবীরা শী“আ মতবাদ প্রত্যাখ্যান করবে। তিনি স্বয়ং তুর্কি বংশোড়ুত ও সুন্নী 
মতাবলম্বী ছিলেন। কিন্তু ইরানীদের সুন্নী মতাদর্শ গ্রহণ করাতে তিনি সফল 
হতে পারেননি। তার জেনারেলগণ ১৭৩৭ খুস্টাব্দে বেলুচিন্তান ও বলখ আর 
১৭৩৮ খুস্টান্দে কান্দাহার দখল করে নেয়। সেখান থেকে ভারত অবরোধের 
জন্য যাত্রা করে কাবুল, পেশাওয়ার ও লাহোর অবরোধ করে। ১৭৩৯ খুস্টাব্দে 


Wwww.iscalibrary.com 


হযরত শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্দিস দেহলভী (র)-এর জীবন ও কর্ম ২৫ 


দিল্লীর নিকটে কিরণালয়ে মোঘল সম্রাটের বিশাল বড় সৈন্যবাহিনীকে পরাজিত 
করে দিল্লী দখল করে নেয় এবং সেখানে নৃশংস গণহত্যা চালায়। নাদের 
মোঘল সম্রাট থেকে সিংহাসন ছিনিয়ে নেয়নি। কিন্তু পঞ্চাশ কোটি ডলার 
ক্ষতিপূরণ আদায় করে। সে সঙ্গে সিন্ধু নদের উত্তর ও পশ্চিমাঞ্চল পুরোপুরি 
তাদের করতলে নিয়ে নেয়। বুখারা ও খেওয়া বা খাওয়ারিজম (১৭৪০ খু.) 
অবরোধ করে। এটা ছিল তাদের দখলকৃত অঞ্চলসমূহের প্রশস্ততার শেষ 
সীমা। আর এখান থেকেই তার জীবনে বৈপ্লবিক পরিবর্তন শুরু হয়। তিনি 
নিঃসন্দেহে অনেক বড় কমান্ডার ছিলেন। কিন্তু তিনি না আসলে কৌশল 
জানতেন আর না তার মধ্যে আইন-শৃঙ্খলা রক্ষার কোন যোগ্যতা ছিল। শী'আ 
মতবাদকে ধ্বংস করার জন্য তার সকল প্রচেষ্টার পরিণামে দেশের মধ্যে 
অস্থিরতা আরও বাড়তে লাগল । আর তিনি তা দমনের জন্য জোর-জুলুম ও 
শোষণমূলক কাজে অভ্যস্ত হতে থাকেন। পরিশেষে তিনি তার উচ্চাভিলাসী 
ট্যাক্স ও শোষণমূলক করের মাধ্যমে দেশকে ধ্বংস করে ছাড়েন। ১৭৪৭ 
খৃষ্টাব্দে নাদের শাহ স্বগোত্রীয় জনৈক ব্যক্তির হাতে নিহত হন। 


নাদের শাহের মৃত্যুর পর ইরান 

নাদের শাহের মৃত্যুর পর ইরানে ব্যাপক অরাজকতা ছড়িয়ে পড়ে। 
চোর-ডাকাতের. দৌরাত্ম্য বেড়ে যায়। তার সেনা কমাভারের প্রত্যেকেই নিজ 
নিজ রাজত্ব প্রতিষ্ঠার স্বপ্ন দেখতে থাকে। তার মৃত্যুর পর সিংহাসনে 
অধিষ্ঠিত হয় তার ভ্রাতুস্পুত্র আলীকালী আদেল শাহ (১৭৪৭-১৭৪৮ খৃ.)। 
সে তার বংশধরদের হত্যা করে ফেলে । কেবল যুবরাজ শাহরুখ বেঁচে 
থাকেন। যার বয়স ছিল তখন চৌদ্দ বছর। আদেল শাহ এক বছরের মধ্যে 
আপন ভাই ইবরাহীমের হাতে অপসারিত হন। অনন্তর তাকে অন্ধ করে 
দেওয়া হয়। কিন্তু ইবরাহীমের সৈন্যদের মধ্যে বিদ্রোহ দেখা দেয়। সামরিক 
অফিসারগণ তাকে পরাজিত করে প্রথমে তাকে বন্দি ও পরে হত্যা করে 
ফেলে । পরে আদেল শাহকেও হত্যা করা হয়! অনন্তর যানদ বংশ ইরানে 
জয়লাভ করে। আর করীম খান যানদ (১১৬৪-১১৯৩ হিজরী মোতাবেক 
১৭৫০-১৭৭৯ খৃ.) উনিশ বছর পর্যন্ত ইরান শাসন করেন। তিনি শীরাজকে 
তার রাজধানী বানান। তিনি ছিলেন ইনসাফ, উদারতা ও মহানুভবতার গুণের 
অধিকারী । তিনি ইরানকে রক্তক্ষয়ী যুদ্ধ-বিগ্রহের পর শান্তি ও স্থিতিশীলতার 
সুযোগ করে দেন। কাজেই তার মৃত্যুতে অনেক শোক প্রকাশ করা হয়। 
কয়েকজন দুর্বল স্থলাভিষিক্তের পরে লুতফ আলীর যুগে যানদ বংশের 
পুরোপুরি পতন হয়ে যায়। লুতফ আলী ১২০৯ হিজরী মোতাবেক ১৭৯৪ 

Wwww.iscalibrary.com 


খৃষ্টাব্দে নিহত হন। আর ইরানের সিংহাসন কাচার বংশের জন্য উন্মুক্ত হয়ে 
যায়। যেহেতু এ যুগ শাহ সাহেব রে) এর ইন্তিকালের পরের যুগ, তাই 
আমরা এর থেকেও বিমুখ হতে পারি না। 


আফগানিস্তান ও আহমদ শাহ আবদালী 

খৃস্ট আঠারো শতক থেকে বৃহত্তর আফগানিস্তানের একাংশ ইরানের 
অধীনে ছিল। অপর. অংশ ভারতের দখলে আর তৃতীয় এক অংশে বুখারার 
(খান) কর্তারা শাসক ছিল। ১৭০৬ খুস্টাব্দে কান্দাহার স্বাধীন হয়ে যায়। 
১৭৩৭ খৃষ্টাব্দে নাদের শাহ আফগানীদেরকে কান্দাহারের শাসন থেকে মুক্ত 
করে এবং আফগানিস্তান ও পশ্চিম ভারত দখল করে নেয়। 

সে সময় আহমদ খান নামে জনৈক ব্যক্তিকে যুদ্ধবন্দি হিসেবে তার কাছে 
নিয়ে আসা হয়। নাদের শাহ তার ছারা ব্যাপকভাবে প্রভাবিত হন এবং তাকে 
নিজের ব্যক্তিগত সেক্রেটারী নিযুক্ত করেন। আহমদ খান উত্তরোত্তর উন্নতি 
করতে থাকেন। দিনে দিনে বাদশার আরও বেশি বিশ্বস্ত হয়ে উঠেন। নাদের 
শাহ নিহত হওয়ার পর তিনি আফগানিস্তানের প্রদেশগুলোর শাসনক্ষমতা ধরে 
রাখেন। তিনি ছিলেন আবদালী বংশের দুররানী (সাদুষিঈ) শাখা গোত্রের 
লোক। তিনি দূররে দাওরা (যুগের মুক্ত) উপাধি ধারণ করেন আর উক্ত 
সম্পর্কের কারণেই তার বংশকে “দুররানী' বলা হয়। 

আহমদ শাহ দুররানী বংশের শাসন ও দুররানী রাজত্বের ভিত্তি স্থাপন 
করেন। তার মৃত্যুর পর আফগান রাজত্ব ছিল পূর্ব ইরান মোশহাদ), গোটা 
আফগানিস্তান, পূর্ণ বেলুচিস্তান এবং পূর্ব দিকে কাশ্মীর ও পাঞ্জাব নিয়ে 
গঠিত। তাকে মূলতঃ আঠার শতকের মধ্যভাগের বিশাল রাজত্বের স্থপতি, 
অভিজ্ঞ লৌহমানব ও উচ্চ সাহসী সমরনায়ক, আল্লাহতীরু ও সৎ-: 
ন্যায়পরায়ণ, নির্ভীক উদারপ্রাণ শাসকদের মধ্যে বিবেচনাযোগ্য আর 
সামগ্রিকভাবে (অবস্থা-পরিবেশ, প্রাথমিক জীবন ও সহায়-সম্বলহীনতাকে 
সামনে রেখে) ধীমান (GENIUS) আদর্শপুরুষদের মধ্যে অন্তর্ভুক্তির 
দাবীদার। ১৭৪৭-১৭৬৯ খৃষ্টাব্দ পর্যন্ত তিনি সুলতান মাহমূদ গযনবী (র)- 
এর মত ভারতবর্ষকে তার তুর্কি অশ্বের মাঠ বানিয়ে রেখেছেন। তার কৌশল, 
সামরিক অভিজ্ঞতা, ধার্মিকতী, জ্ঞান-পিপাসা ও আত্মিক পবিত্রতার কথা তার 
একাধিক প্রসিদ্ধ সমসাময়িকগণ স্বীকার করেছেন। যে আফগান অঞ্চল সে 
সময় ক্ষুদ্র ক্ষুদ্র বহু স্বাধীন রাষ্ট্রে বিভক্ত ছিল, তাকে তিনি বহুকাল পর একটি 
সুদৃঢ় সুসংহত শক্তিতে এঁক্যবদ্ধ করে বিশাল এক পরাশক্তি ক্ষমতাধর রাষ্ট্র 
রূপান্তরিত করে ফেলেন। 


Wwww.iscalibrary.com 


হযরত শাহ ওয়ালী উল্লাহ মুহাদিসে দেহলভী (র)-এর জীবন ও কর্ম ২৭ 


আহমদ শাহ আবদালী ১১৮৬ হিজরী মোতাবেক ২৩. অক্টোবর ১৭৭২ 
খৃষ্টাব্দে কান্দাহারে মৃত্যুবরণ করেন। আফসোস হচ্ছে, আলমগীর আযমের 
মত তার উত্তরসূরীও দুর্বল-অযোগ্য ছিল। (অবশ্য এই মর্মস্তদ ঘটনা প্রায় 
সব রাজত্বের মহান স্থপতি, সফল বিজয়ী ও শাসকরর্গের সাথে সংঘটিত 
হয়েছে!) যে তৈমুর শাহ তার স্থলবর্তী এবং এই নতুন ও বিশাল রাজত্বের 
উত্তরাধিকারী হল, তার নিজের প্রখ্যাত ও দৃঢ়চিত্ত পিতার সাথে কোনও 
সম্পর্ক ছিল না। বিশ বছর দুর্বলতার সাথে রাজত্ব করার পর যখন এই 
যৌবনভরা রাজত্বে পতনের আলামত ফুটে উঠেছিল, এমনই মুহূর্তে ১৭৯৩ 
খৃস্টাব্দে তিনি ইন্তিকাল করেন। তদীয় পুত্র মাহমুদের রাজত্কালেই রাজত্ব 
বারক যঈ বংশে স্থানান্তরিত হয়ে যায় । তারা আফগানিস্তানের বিপ্লব (১৯৭৫ 
খৃ.) পর্যন্ত আফগানিস্তানের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত থাকে। 


মুসলিম বিশ্বের শিক্ষা ও ধর্মীয় অবস্থা 

মুসলিম বিশ্বের রাজনৈতিক ও শাসন ব্যবস্থা পর্যালোচনার পর এখন 
আমরা তার শিক্ষা ও ধর্মীয় অবস্থা পর্যালোচনা করছি, শাহ সাহেবের জীবন, 
তার - কার্যক্রম, লক্ষ্য-উদ্দেশ্য, আগ্রহ-উদ্যম এবং তার সংস্কার ও 
সংশোধনমূলক কর্মকাণ্ডের সাথে যার গভীর সম্পর্ক রয়েছে। 


বারো শতকের মহামনীষী 

মুসলমানদের শিক্ষা ও চিন্তাধারার ইতিহাস এবং তাদের রচনা ও 
গবেষণা কর্মের বিশাল ভাণ্ডার অধ্যয়ন করলে জানা যায়, তাদের শিক্ষা ও 
চিন্তাগত জীবন ও তৎপরতা তাদের রচনাবলি ও গবেষণাকর্ম রাজনৈতিক 
উত্থান, রাজত্বের উন্নতি ও বিজয়ের সাথে সংশ্লিষ্ট ছিল না। যেমনটি 
অধিকাংশ অমুসলিম জাতি ও রাষ্ট্রের ইতিহাসে দৃষ্টিগোচর হয়। তাদের 
রাজনৈতিক পতন, রাজত্বের বিপ্লব এবং অনিয়ম-বিশৃঙ্খলার সাথে তাদের 
শিক্ষাগত পতন ও মনীষী-বুদ্ধিজীবীদের অভাবে পড়তে হয়। রাজত্বের সাহস 
ও শত্তিবৃদ্ধি, নেতৃত্ব এবং জাতিগুলোর মধ্যে আত্রনির্ভরতা, উচ্চ 
মানসিকতার অভাব, সেই সাথে তাদের মেধা-চিন্তায় সুপ্ত শুক্কতা, 
প্রতিছন্দিতার আগ্রহে শীতলতা এবং কর্মতৎপরতায় ভাটা পড়ে যায়। 

মুসলমানদের অবস্থা এর থেকে ভিন্ন। বরাবরই তাদের রাজনৈতিক পতন 
এবং আভ্যন্তরীণ বিশৃঙখলা-বিক্ষিপ্ততার মুহূর্তেও এমন সুযোগ্য ও স্বকীয়তার 
অধিকারী ব্যক্তিত্ব জনুগ্রহণ করেছেন, যাদেরকে দেখে পতন ও অবনতির যুগে 

Wwww.iscalibrary.com 


জন্মহণকারী বলে মনে হয় না। সপ্তম শতকের শেষভাগে বাগদাদের পতন 
এবং তাতারীদের সেসব আক্রমণের পরে, যা পাশ্চাত্যের মুসলিম বিশ্বকে তছনছ 
করে দিয়েছিল; ধূলির ঝড় বয়ে গিয়েছিল সেসব রাষ্ট্রে, যেগুলো শত শত বছর 
ধরে ইলম ও জ্ঞানের কেন্দ্রস্থলরূপে সফল ভূমিকা রেখে আসছিল। অষ্টম 
শতকের প্রথমভাগে শায়খুল ইসলাম তাকিউদ্দীন ইবনে দাকীক আলা-ঈদ (মৃত্যু 
৭০৪ হি.)-এর মত মুহাদ্দিস, আল্লামা আলাউদ্দীন আলবাজী (মৃত্যু ৭১৪ হি.)- 
এর মত বিদগ্ধ উসূলবিদ ও বাগী তার্কিক, শায়খুল ইসলাম ইবনে তাইমিয়া 
(মৃত্যু ৭২৮ হি.)-এর মত ইমাম ও মুজতাহিদ, আল্লামা শামসুদ্দীন যাহাবী রে) 
(মৃত্যু ৭৪৮ হি.)-এর মত মুহাদ্দিস ও এঁতিহাসিক এবং আল্লামা আবু হাইয়ান 
নাহবী (র) (মৃত্যু ৭৪৫ হি.)-এর মত শাস্ত্রীয় পণ্ডিত আলেম-উলামার প্রদীপ্ত 
নক্ষত্ররাজি দেখা যায়। তার কারণ, দীন ও ধর্মীয় জ্ঞানে দক্ষতা সৃষ্টি করা এবং 
তার খেদমত ও প্রসারের কার্যক্রম-প্রেরণা এই উম্মতের ভেতরে সহজীতভাবে 
পাওয়া যায়। সরকারের নেতৃত্ব পৃষ্ঠপোষকতা ও মূল্যায়নে নয়। আর সে প্রেরণা 
ও স্পন্দন হচ্ছে, আল্লাহর সন্তষ্টি অর্জন, নবীগণের প্রতিনিধিত্রে সম্মান রক্ষা ও 
দীন সংরক্ষণের দায়িত্বানুভূতি ৷ 

কাজেই এই যুগ যদিও সামগ্রিকভাবে রাজনৈতিক বিচ্ছিন্নতার যুগ এবং 
বড় বড় প্রসিদ্ধ শাসনযন্ত্র এমনকি উসমানিয়া রাজত্বের পতনের আলামত 
দৃষ্টিগোচর হচ্ছিল; বিভিন্ন রাষ্ট্র এমনকি ইসলামের কেন্দ্রস্থল হিজাষে পর্যন্ত 
ক্ষমতা ও নেতৃতু লাভের জন্য পরস্পর টানাপোড়েন ও লড়াই চলছিল; কিন্তু 
মিসর, সিরিয়া, ইরাক, হিজায, ইয়ামেন, ইরান ও ভারতবর্ষে সর্বত্রই পঠন- 
পাঠনে ব্যস্ত, ইলনপিপাসু-শিক্ষানুরাগী, রচনা ও লেখালেখিতে তৎপর 
আলেম-উলামা, বিভিন্ন তরীকার মাশায়িখগণ ছিলেন আত্মশুদ্ধি ও 
তাকিয়ায়ে নফসে গভীর নিমগ্ন এবং আধ্যাত্মিক যোগ্যতা -ও উন্নতিতে 
সুসজ্জিত। তাদের মধ্যে কেউ কেউ তো এমন স্বকীয়তা সৃষ্টি করেছিলেন, 
তার নবীর নিকট অতীতেও দূর-দূরান্ত পর্যন্ত পাওয়া যায় না। 

হাদীস শাস্ত্রের কথাই ধরুন। এক্ষেত্রে আল্লামা আবুল হাসান সিন্ধী 
আলকাহীর মত (মৃত্যু ১১৩৮ হি.)-এর মত মুহাদ্দিসকে পরিলক্ষিত হয়। 
যিনি দীর্ঘকাল হেরেম শরীফে বসে হাদীসের দরস দিয়েছেন। সিহাহ সিত্তার 
উপর তার রচিত টীকা “'আল-হাওয়ামিশুস্‌ সিত্তাহ' নামে প্রসিদ্ধ । মাওলানা 
মুহাম্মদ হায়াত সি্ধীও (মৃত্যু ১১৬৩ হি.) এ যুগের গৌরব সিরিয়ায় শায়খ 
ইসমাঈল আল আজলুনী ওরফে আল জারাহী ছিলেন উঁচু মাপের মুহাদ্দিস। 
তার রচিত ৮৮০ ১১১৯১ 0৭ ১৫ Lac ALN! ০৪:০৪ eS) ০৪৪ 

Wwww.iscalibrary.com 


হ্যরত শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্দিসে দেহলভী (র)-এর জীবন ও কর্ম ২৯ 


4১ গরন্থখানা অত্যন্ত উপকারী ও পূর্ণাঙ্গ একটি কিতাব, যা দুর্বল ও জাল 
হাদীসসমূহের সম্ভবতঃ সবচেয়ে বৃহৎ সংকলন। এই গ্রন্থের মাধ্যমে তার 
দৃষ্টির প্রশস্ততা ও ন্যায়-নিষ্ঠার অনুমান করা যায়। তাতে দুর্বল ও জাল 
হাদীসগুলো ছাড়া সেসব হাদীসও রয়েছে, যেগুলো সাধারণের মাঝে প্রসিদ্ধ । 
অথচ এগুলোর নির্ভরযোগ্য কোনও তাখরীজ (উদ্ধৃতি) পাওয়া যায় না। 
হাদীস শাস্ত্রের বড় শিক্ষাকেন্ত্র ছিল হারামাইন শরীফাইন, যেখানে দরস 
দিতেন আবু তাহের কাওরানী আলকুদী ও শায়খ হাসান আল উজাইআ। 
ইয়ামেনে সুলাইমান ইবনে ইয়াহইয়া আল আহ্দল (মৃত্যু ১১৯৭ হি.) ইয়ামেন 
শহরের প্রখ্যাত মুহাদ্দিস এবং সমকালের হাদীসের বিরাট খাদেম ও বিশারদ 
ছিলেন। মুহাম্মদ ইবনে আহমদ ইস্ফারায়েনী (মৃত্যু ১১৮৮ হি.) ছিলেন হাদীস ও 
উসুল শাস্ত্রের বিজ্ঞ আলেম এবং ৩০ +৮০5৭ ৬৪২৯১ এ৪ 4০১২০] ০২ 
এর রচয়িতা । ইয়ামেনে আমীর মুহাম্মদ ইবনে ইসমাঈল আল-হাসানী আস্‌- 
সর্নআনী (মৃত্যু ১১৪২ হি.) ছিলেন প্রখ্যাত মুহাদ্দিস ও গবেষক। যার প্রমাণ 
তার বুলুগুল মারামের প্রসিদ্ধ ব্যাখ্যাথন্থ “সুবুলুস- সালাম' এবং তানকীহুল 
আনযারের শরাহ “তাওযীহুল আফকার'। এই শতাব্দীতেই আল্লামা মুহাম্মদ 
সাঈদ সুম্থল (মৃত্যু ১১৭৫ হি.)-এর নামও দৃষ্টিগোচর হয়। যার রচিত 
'আওয়ায়েলে কুতুবে হাদীস' -এর উপর হাদীস শাস্ত্রের শায়খ ও পণ্ডিতদের 
হাদীসের এজাযত বেশিরভাগ নির্ভরশীল এঁতিহাসিকগণ আল্লামা মুহাম্মদ ইবনে 
আবুল বাকী আযৃ-যুরকানী (মৃত্যু ১১২২ হি.) কে মিসরের সর্বশেষ মুহাদ্দিস বলে 
অভিহিত করেছেন। ইলম ও জ্ঞানের গভীরতা, ব্যাপক শিক্ষাদান ও উপকারিতা 
এবং প্রচুর রচনা ও সংকলনের দিক থেকে শায়খ আবদুল গণী আন-নাবলূসী 
উদ্তাদুল আযম নামে ভূষিত করা হয়। বর্ণিত আছে, তার রচনাবলির সংখ্যা 
দুইশত তেইশ ৷ এ যুগেই জন্ম নিয়েছিলেন আল্লামা ইসমাইল হাকী (মৃত্যু ১১২৭ 
হি.), যিনি তাফসীরে কুরআনের উপর ‘রুহুল বয়ান’ -এর রচয়িতা, যা তাফসীরে 
হা্কী নামেও প্রসিদ্ধ। বাগদাদের আলেমদের মধ্যে আবদুল্লাহ ইবনে হুসাইন 
আসৃ-সুদ্দী (মৃত্যু ১১৭৪ হি.) অনেক গ্রন্থ রচনা করেছেন। 
কারবীন ফাস প্রভৃতি প্রাচীন মাদ্ররাসাগুলো ছাড়াও দামেক্কের মাদরাসায়ে 
হাফেজিয়াহ, আল মাদরাসাতুশ শাল্লিয়াহ ও মাদরাসাতুল, আযরাবিয়াহর নাম 
পাওয়া যায়। তরীকার মধ্যে নকশবন্দী, খিলওয়াতী, শায়লী, কাদেরী ও রিফাঈর 
আলোচনা বারবার উঠে আসে । এসব সিলসিলার মাশায়িখগণকে তুরস্ক থেকে 
নিয়ে ইন্দোনেশিয়া পর্যন্ত ছড়ানো ছিটানো দেখা যায়। 


Wwww.iscalibrary.com 


মুসলিম বিশ্বের শিক্ষা-সাহিত্য ও আধ্যাত্মিকতা 

এ যুগের শিক্ষিতমহলের বেশি আগ্রহ সাহিত্য, কাব্যচর্চা, শিক্ষা-সেমিনার 
এবং আক্রমণ ও ' আমোদ-প্রমোদের। এতেও. বড় কোনও শ্রেষ্ঠত্ব ও 
অভিজাত্য মনে হয় না। ছন্দতাল ও অন্তমিলের প্রাচুর্য আর লৌকিকতা 
ব্যাপক। শিক্ষা ও সাহিত্য জগতে তুর্কি শাসনের প্রভাবও সুস্পষ্ট। বড় 
কোনও গবেষক ও দূরদর্শী লোক খুঁজেও পাওয়া যায় না। তবে মুরাদী 
বিরচিত 'সিলকুদ দুরার* -এর চার খণ্ড কবিতাগুচ্ছ, গজল, নানা পংক্তি ও 
ছন্দে ভরা। এতে আধ্যাত্মিকতা, সুধারণা, শ্রদ্ধা নিবেদন ও কারামাতের 
অনেক আলোচনা পাওয়া যায়। উসমানিয়া সাম্রাজ্যের কর্তৃত্বাধীন দেশসমূহের 
আলেমগণ এবং বিদ্বান-পণ্তিত ব্যক্তিবর্গ রাজধানী কনস্টান্টিনোপল গমন 
করেন। অধিষ্ঠিত হন বিভিন্ন সরকারী পদমর্যাদায়। 

গবেষণাকর্ম, গণিত, জ্যামিতি, অলংকার শাস্ত্র, ফিকহ-হাদীসকে 
পাঠ্যসূচীর গুরুত্বপূর্ণ অংশ বিবেচনা তাবীয ও চিত্রকর্ম ইত্যাদির প্রচলন ছিল 
ব্যাপক। কোনও কোনও আলেম ফিকহের মূল গ্রন্থনা কুদূরী ইত্যাদির কাব্য 
রচনাও করেছেন।: একাধিক আরব পণ্ডিত ' শিক্ষাবিদ ফার্সী ও তুর্কি 
ভাষাজ্ঞানও রাখতেন। রাজত্বের ভাষা হওয়ার কারণে তুর্কি ভাষার সাথে 
(বিশেষতঃ সিরিয়ায়) মানুষের সম্পর্ক ছিল প্রচুর । তুর্কি আলেমদের বিরাট 
এক অংশ সিরিয়া বাস করতেন। তারা বিশুদ্ধ আরবী বলতেন। দামেশক 
উমাবী বিশ্ববিদ্যালয়ের ক্লাসে বসাকে অত্যন্ত গৌরবের বিষয় মনে করা হত। 
কিছু আলেম ও মাশায়িখ সেখানে 'ফুতুহাতে মাকিয়াহ' মেকা বিজয়সমূহ) 
আর কোনও কোনও শিক্ষক “ফছুছুল হিকাম’ পড়াতেন। শরহে জামী এবং 
মুখতাছারুল মাঁআনী সিরিয়াতেও পড়ানো হত। তাসাওউফ ও 
আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ-আনন্দ ছিল সাধারণ বিষয়। এমনকি উলামায়ে 
কিরাম এবং মুহাদ্দিসগণের মধ্যেও শায়খ আবদুল গণী নাবলুসীসহ একাধিক 
উলামা-মাশারিখ “ওয়াহ্দাতুল উজুদ' এর প্রবক্তা ছিলেন। 


ইরানে যুক্তিবিদ্যার প্রাধান্য এবং সমমনা রাষ্ট্রগুলোর ওপর তার প্রভাব 
হিজরী দশ. শতকের শুরু ভাগেই ইসমাঈল ছফাবী (৯০৫-৯৩০ হি.) 
ইরানে ছফাবী শাসন প্রতিষ্ঠা করেন। প্রথমে তিনি শী“আ মতবাদকে রাষ্ট্রধর্ম 
বানান আর সুন্নী মতাদর্শকে ইরান থেকে প্রায় নির্বাসিত করেন। যে ইরান 
ইমাম মুসলিম (র); ইমাম আবু দাউদ (র), ইমাম নাসাঈ রে) ও ইমাম 
ইবনে মাজাহ রে)-এর মত জগদ্বিখ্যাত শাস্ত্রীয় ইমাম এবং হাদীসের 
প্রাসাদের চার স্তম্ভ, অপরদিকে উচ্চস্তরের ফকীহ ও জ্ঞানসমুদ্র বিদঞ্চ আলেম 


Wwww.iscalibrary.com 


মালেক এবং হুজ্জাতুল ইসলাম আবু হামেদ মুহাম্মদ আল-গাযালী (র)-এর 
মত যুগশ্রেষ্ঠ ব্যক্তিত্ব জন্ম দিয়েছে, প্রায় সোয়া দু'শত বছর শোষণ-তোষণের 
রাজত্বে হাদীস, ফিকাহ ও উপকারী-ফলপ্রসূ জ্ঞান-বিদ্যা থেকে সেই ইরানের 
সম্পর্ক ছিন্ন হয়ে যায়। ইরান সম্রাটদের বেশি আকর্ষণ ছিল দর্শন শাস্ত্রের 
প্রতি । কাজেই শী“আ মতবাদের শুরু থেকেই মুতাষেলী মতাদর্শ, যুক্তিবিদ্যা, 
বৈষয়িক জ্ঞান ও দর্শনের সাথে সম্পর্ক ছিল। ‘শরহে ইশারাতে ইবনে সীনা 
বা ‘ইবনে সীনার সৃত্রাবলির ব্যাখ্যা" -এর রচয়িতা প্রসিদ্ধ দার্শনিক ও 
গণিতবিদ খাজা নাসীরুদ্দীন তৃসী (মৃত্যু ৬৭২ হি.) স্বয়ং শী'আ ও মুতাখিলী 
ছিলেন এবং হালাকু খানের বিশেষ উপদেষ্টা ও ঘনিষ্ঠ ছিলেন। এই রাজকীয় 
ঘনিষ্ঠতা ও বিশ্বস্ততার কারণে গোটা তাতারী রাজত্বে (যাতে তুর্কিস্তান, ইরান, 
ইরাক অন্তর্ভূক্ত ছিল) দর্শন, গণিত ও জ্যোতিষ শাস্ত্র প্রাধান্য বিস্তার করে। 
ছফাবী শাসনের দ্বিতীয় শাসক তোহমাসফ (মৃত্যু ৯৮৪ হি.) এর আমলেই 
মীর গিয়াসুদ্দীন মানসূর (মৃত্যু ৯৮৪ হি.)-এর ভাগ্যরবি চমকাতে থাকে, যিনি 
ছিলেন একজন জ্যোতির্বিজ্ঞানী ও দার্শনিক এবং শীরাজের মাদরাসায়ে 
মানসূরিয়ার প্রতিষ্ঠাতা, শাহ তোহমাসফ ছফাবীর যুগে দীর্ঘ সময় পর্যন্ত 
সভাপতিত্বেরে আসনে অধিষ্ঠিত ব্যক্তিতৃ। ভারতবর্ষ পর্যন্ত তার ছাত্র-শিষ্য 
এবং শিষ্যের শিষ্য ছড়িয়ে পড়েছে। তারই শিষ্য আমীর ফাতহুল্লাহ শীরাজী 
(মৃত্যু ৯৯৭ হি.) দশম শতকের শেষ দিকে ভারতবর্ষে আগমন করেন। 
আকবর তাকে সভাপতির পদমর্যাদা দেন। তিনি ভারতের পাঠ্যপুস্তক ও 
শিক্ষা ব্যবস্থায় বৈষয়িক জ্ঞানের এমন ছাপ লগিয়ে দেন, যা তের হিজরী 
শতক পর্যন্ত বহাল থাকে । মাওলানা আযাদ বলগারামীর বর্ণনামতে ছদরুদ্দীন 
শীরাজী, মীর গিয়াসুন্দীন মানসূর ও ফাযেল মির্জা জান (মৃত্যু ৯৪৪ হি.) এর 
রচনাবলি তিনিই ভারতে নিয়ে আসেন এবং সেগুলো পাঠ্যভুক্ত করেন। 
এগার হিজরী শতকের মধ্যভাগে মীর বাকের (মৃত্যু ১০৪১ হি.)-এর 
ব্যক্তিত্ব ফুটে ওঠে। যিনি ইরান থেকে নিয়ে ভারতবর্ষ পর্যন্ত জ্ঞান ও শিক্ষার 
আসরে নিজের বুদ্ধিমত্তা, বিচক্ষণতা, যৌক্তিকতা ও সাহিত্যের প্রভাব প্রতিষ্ঠা 
করেন। শাহ আব্বাস ছফাবী (মৃত্যু ১০৩৭ হি.)-এর দরবারে তাকে অত্যন্ত 
সম্মান ও শ্রদ্ধার চোখে দেখা হত। তার রচিত 'উফুকুল মুবীন' গ্রটিকে দরসী 
শিক্ষাব্যবস্থায় উচ্চমানের রচনা মনে করা হয়। তার পরবর্তীতেই আল্লামা 
ছদরুদ্দীন শীরাজী (মৃত্যু ১০৫০ হি.)-এর ব্যক্তিত্ব বিকশিত হয়, যিনি ছিলেন 
বিশিষ্ট গণিতবিদ ও স্বাধীনচেতা দার্শনিক । তার রচিত “আল আসফারুল 
আরবিআহ' এবং “শরহু হিদায়াতুল হিকমাহ' গ্রন্থ দু'টি জ্ঞানীমহল ও বিশ্বময় 
বিখ্যাত। ইরানের বংশগত যে আগ্রহ শত শত বছর থেকে এক প্রকার 


Wwww.iscalibrary.com 


‘সরিষার পাহাড় ও “কথার দেবালয়' বানাতে অভ্যত্ত ছিল, তা এই 
যুক্তিবিদ্যাকে পুরোপুরি সাহায্য করে। শাব্দিক সৃক্ষদৃষ্টি এবং কৃত্রিম ও কাল্পনিক 
বিষয়ের ভুলভ্রান্তি ইরানের পশ্চিম সীমান্ত থেকে নিয়ে ভারতবর্ষের পূর্ব সীমান্ত 
পর্যন্ত ছড়িয়ে দেয়, যা ছাই ও খড়ের পাহাড় বানাবার শামিল । দশম শতকের 
অনারব থেকে বারো শতকের আরব পর্যন্ত শিক্ষা ও লেখালেখির ময়দানে 
আধিপত্য ছিল দর্শন শাস্ত্রের । সেসব লেখকের ভাষা বুঝা ও সেগুলোর 'টীকা- 
টিপ্ননী ব্যতিত যোগ্যতার বহিঃপ্রকাশ বরং আপন প্রতিভা ও মেধার পরিচয় 
দেওয়ার কোনও উপায় ছিল না। সেসবের উপকারিতা নিয়ে সামান্য প্রশ্নও 
নিজের মেধাহীনতা ও অজ্ঞতাকেই প্রমাণ করত। 

ইরানের প্রভাব কুদরতিভাবে আফগানিস্তান এবং আফগানিস্তানের 
পশ্চিমাঞ্চলীয় শহর হেরাতের উপর পড়ে । এ শহরের একজন আলেম ক্বারী 
মুহাম্মদ আসলাম হারবী কাবুলী (মৃত্যু ১০৬১ হি.) ছিলেন যুক্তিবিদ্যা ও দর্শন 
শাস্ত্রে ইরানী শিক্ষকবৃন্দ ও শাস্ত্রীয় পণ্ডিতদের রাষ্ট্রদূত । তার পুত্র যাহেদ 
ওরফে ক্বারী মুহাম্মদ যাহেদ (মৃত্যু ১১০১ হি.) এই যোগ্যতায় আরও 
গুণীজন হয়ে ওঠে। তিনি তার জীবনের সিংহভাগ অতিবাহিত করেন 
ভারতবর্ষে । “শরহে মাওয়াকিক', ‘শরহে তাহযীব' ও “রিসালায়ে কুতবিয়্যাহ' 
-এর উপর তার রচিত “যাওয়াহেদে ছালাছাহ' নামে প্রসিদ্ধ তিনটি টীকা 
ভারতবর্ষের শিক্ষা্গণে বিরাট গ্রহণযোগ্যতা লাভ করে। দর্শন ও যুক্তিবিদ্যায় 
এই দক্ষতা সত্বেও ফিকাহ, হাদীস এবং অন্যান্য ধর্মীয় শাস্ত্রে তাদের তেমন 
গভীরতা ছিল না। এমনকি শরহে বেকায়ার মত মধ্যন্তরের ফিকাহগ্রন্থ 
পঠনেও তাদের পুরোপুরি আত্মবিশ্বাস ছিল না। শাহ আবদুল আযীয €র)- 
এর মালফুযাতে (রচনাবলিতে) রয়েছে, 


১৯ ৮ Lert x BGP a) 


‘জনৈক আমীর মীর যাহেদের নিকট শরহে বেকায়া পাঠ করতেন । (কিন্তু 
ফিকাহ শাস্ত্রে নিজের উপর আস্থা না থাকার কারণে) তিনি ততক্ষণ পর্যন্ত 
সবক (পাঠ্য) পড়াতেন না, যতক্ষণ পর্যন্ত তার মুহতারাম দাদা (শাহ আবদুর 
রহীম সাহেব, যিনি মা'কৃলাতে স্বয়ং তার শিষ্য) না আসতেন ।' 

পক্ষান্তরে মা“কুলী (বৈষয়িক জ্ঞানে) এমন আগ্রহ ছিল যে, তিনি বলেন, 


Ue UAL R ৮৮০0৮৩৮1725 


‘মীযা জানের লেকচার বা বক্তৃতা তো আমার প্রাণ, 
আর ইখওয়ান্দের বক্তৃতা আমার প্রাণের প্রাণ ।' 
Wwww.iscalibrary.com 


হযরত শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্দিসে দেহলভী (র)-এর জীবন ও কর্ম ৩৩ 


ইরানের এই প্রভাব কেবল আফগানিস্তান ও ভারতবর্ষেই নয় বরং 
সিরিয়া-ইরাক পর্যন্ত গিয়ে পড়ে। সেখানেও মা'কুলাতের আলেমদেরকে 
ইজ্জত ও সম্মানের চোখে দেখা হত। এসব শান্ত্রেরপবিরাট প্রভাব ছিল মেধা- 
মননে । এ জাতীয় বই-পুস্তক সহজেই পাঠ্য তালিকার অন্তর্ভুক্ত হয়ে যেত। 


সাধারণ চারিত্রিক, সামাজিক ও আকীদাগত অবস্থা 

ইলম ও জ্ঞানের ব্যস্ততা, বহু সংখ্যক সুযোগ্য ব্যক্তিত্ব, বিভিন্ন সিলসিলা 
ও তরীকার গ্রহণযোগ্যতা, হাদীসে নববীর সাথে সহানুভূতি, অনেক শাসকের 
ধার্ষিকতা এবং সেসব প্রসিদ্ধ শাসনযন্ত্র থাকা সত্বেও যার আকীদা-বিশ্বাস 
ছিল ইসলামের উপর আর ব্যবহারিক জীবনের অনেক ক্ষেত্রে, পারিবারিক ও 
গোষ্ঠীগত আইন-কানুনে আস্থা ছিল শরীয়তের ওপর, সেখানে অনেক 
মসজিদ-মাদরাসা প্রতিষ্ঠিত ছিল। জনসাধারণ ছিল ইসলামপ্রিয়, ধর্মানুরাগী, 
আলেমদের মৃল্যায়নকারী, মাশায়িখ ও বুযুর্গদের প্রতি আত্মবিশ্বাসী এবং 
দীনের স্তম্ভ ও অনিবার্য পালনীয় ফরযসমূহের উপর আমলকারী । তাদের মন- 
মানস ইসলামী মূল্যবোধ থেকেও খালি ছিল না 

মুসলিম বিশ্বে সাধারণতঃ উত্থান-পতন লক্ষ্য করা যেত। চরিত্র ও 
সমাজের বিপর্যয় এসেছিল। এতে ধ্বস নেমেছিল বেশ। অনারব- 
অমুসলিমদের অনেক প্রথা-প্রচলন, তাদের অভ্যাস ও রীতিনীতি 
মুসলমানদের মধ্যে স্থান করে নিয়েছিল। শাসকদের মধ্যে নেতৃত্ব মোহ, 
আত্মন্তরিতা এবং রাজতৃগুলোতে অরাজকতা ছড়িয়ে পড়েছিল। আমীর ও 
ধনিক শ্রেণী ধন-সম্পদ ও প্রাচূর্ষের কুপ্রভাবে প্রভাবিত আর কোথাও কোথাও 
বিজাতিদের আদর্শ ও চিন্তাধারা গ্রহণ করে নিয়েছিল। সমাজের বিভিন্ন 
শ্রেণীতে অলসতা, উদাসীনতা, বেকারত্ব, সরকারী দরবারের সাথে ঘনিষ্ঠতা, 
উঠা-বসা ও খোশামোদের অভ্যাস প্রকট হয়ে গিয়েছিল । অনেক ক্ষেত্রে ছিল 
সন্দেহপ্রবণতার ক্ষীপ্র জোয়ার । সঠিক একতৃবাদের সীমাতিক্রম, আউলিয়ায়ে 
কিরামের স্তুতি ও সীমাতিরিক্ত সম্মান প্রদর্শন, কবর পুজা এবং কোথাও 
কোথাও জঘন্য শিরকের চিত্রও পরিলক্ষিত হত। আমেরিকীন লেখক ডা. 
লুফারোপ স্টাডোর্ড তার জগদ্ধিখ্যাত ‘নিউ ওয়ার্ল্ড অফ ইসলাম (New 
World 0 Islam) বা আধুনিক মুসলিম বিশ্ব গ্রন্থে আঠারো খৃস্ট শতকের 
মুসলিম বিশ্বের চিত্র অঙ্কন করেছেন। যাতে কোথাও কোথাও অতিরঞ্জন ও 
অমিল পাওয়া যায় বটে, কিন্তু সামহিকভাবে গ্রন্থখানি তৎকালীন মুসলিম 
বিশ্বের একেবারে ভুল প্রতিচ্ছবি নয়। তাতে সে সময়কার এমন বহু চিত্র উঠে 
এসেছে, যা সেখানে অবস্থানরত ও সর্বক্ষণ প্রত্যক্ষকারীদেরও প্রায়ই 


ফর্মা- ০৩ Wwww.iscalibrary.com 


দৃষ্টিগোচর হয় না। আর নবাগত ও প্রথমবার প্রত্যক্ষকারীদের নিজের দিকে 
আকৃষ্ট করে ফেলে। সে গ্রন্থের বিশুদ্ধতার পুরোপুরি দায়িত্ব গ্রহণ ব্যতিত 
এখানে তার উদ্ধৃতি টার্নাও স্থান অনুপযোগী হবে না । তিনি লিখেন, ‘আঠারো 
শতকে মুসলিম বিশ্ব তার দুর্বলতার চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল। সঠিক 
শক্তির প্রভাব কোথাও দৃষ্টিগোচর হত না। সর্বত্রই স্পষ্ট ছিল অধঃপতন ও 
স্থবিরতা । সভ্যতা-জদ্রতা ও চরিত্র ছিল ঘৃণ্য, হতাশাজনক। আরব সভ্যতার 
শেষ প্রভাবটুকু হারিয়ে এক ক্ষুদ জনগোষ্ঠী বন্য সভ্যতায় এবং জনসাধারণ 
পৈশাচিক লাঞ্ছনায় জীবন-যাপন করছিল । শিক্ষা হয়ে গিয়েছিল মৃতবৎ। আর 
মুষ্টিমেয় যে ক'টি শিক্ষালয় এমন বিভীষিকাময় পতনেও টিকে ছিল, সেগুলো 
দীনতা ও নিঃস্বতার কারণে ছিল যায় যায় প্রাণ ৷ বাজ্যসমূহ ছিল লাগামহীন। 
সেখানে সর্বত্রই ছিল অনিয়ম, দূর্নীতি ও খুন-খারাবীর রমরমা অবস্থা । স্থানে 
স্থানে বড় কোনও স্বাধীন যেমন তুর্কি শাসক কিংবা ভারতবর্ষের মোঘল 
সম্রাটগণ কিছু রাজকীয় আড়ম্বরতা তৈরী করেছিল! যদিও প্রাদেশিক 
শাসকবর্ণ তাদের প্রভুদের মত জুলুম-শোষণ ও জোর-জবরদত্তির উপর 
নির্ভরশীল স্বাধীন রাজত্ব কায়েম করতে খুবই সচেষ্ট ছিল। অনুরূপভাবে 
আমীর-উমারাগণ (শাসকবর্গ) যথারীতি দান্তিক-অহংকারী, স্থানীয় নেতৃবৃন্দ ও 
অরাজকতা সৃষ্টিকারী ভাকাতদলের বিরুদ্ধে ছিল মাথার উপর বর্ষার ফলা। 
এই বিভীষিকাময় ও বিপর্যস্ত শাসন ব্যবস্থায় প্রজা সাধারণ হত্যা-লুটতরাজ, 
জুলুম-শোষণে ছিল জর্জরিত। গ্রাম্য ও শহরবাসীদের মধ্যে মেহনত ও 
পরিশ্রমের চেতনা মুছে গিয়েছিল । কাজেই ব্যবসা ও কৃষি দুটিই এত ত্রাস 
পেয়েছিল যে, নিছক পেট বাচানোর জন্য যৎসামান্যই করা হত। 

ধৰ্মও অন্যান্য বিষয়ের মত অধঃপতিত ছিল। তাসাওউফের শিশুসুলভ 
ধারণাগুলোর প্রাচুর্য খালেস ইসলামী তাওহীদকে ঢেকে দিয়েছিল। 
জনসাধারণ ও মূর্খ লোকজন তাবীজ-তুমার, চুড়ি-পৈতা পরিধান ইত্যাদিতে 
আক্রান্ত হয়ে নষ্ট-্রষ্ট ফকীর-দরবেশ ও পাগলদের প্রতি বিশ্বাসী ছিল। 
বুযূর্গদের মাজার যিয়ারতে গমন করত । ধারণা ছিল, আল্লাহ তা'আলা এমনই 
বড় যে, তারা তার আনুগত্য ও ইবাদত ভায়া বা মাধ্যম ছাড়া করতে পারে 
না। কুরআনে কারীমের চারিত্রিক ও নৈতিক শিক্ষাকে কেবল পশ্চাতেই ফেলে 
রাখা হয়নি বরং এর বিরুদ্ধাচরণও করা হত। আফিম ও শরাব (মদ) পান 
ব্যাপক হয়ে গিয়েছিল। সর্বত্র চলছিল ব্যভিচারীদের দৌরাত্ম্য। নিকৃষ্টতর 
জঘন্য কাজকর্ম ও করা হত প্রকাশ্যে, নির্লজ্জভাবে ৷ 


Wwww.iscalibrary.com 


দ্বিতীয় অধ্যায় 
ভারতবর্ষ 


রাজনৈতিক অবস্থা 

হযরত শাহ ওয়ালীউল্লাহ (র)-এর জন্ম হয় সম্রাট আওরঙ্গজেব 
আলমগীর (মৃত্যু ১১১৮ হি.)-এর মৃত্যুর চার বছর পূর্বে হিজরী ১১১৪ 
সালে। সম্রাট আলমগীর এই উপমহাদেশের আমাদের জানামতে এবং 
সংরক্ষিত ইতিহাসের আলোকে অশোকের পরে (যদি তার রাজত্বের প্রশস্ততা 
ও শ্রেষ্ঠত্ব সম্পর্কিত বর্ণনাগুলো বিশুদ্ধ ও গ্রহণযোগ্য হয়) ভারতবর্ষের 
সবচেয়ে বড় শাসক । তার রাজত্ব ভারতবর্ষের সকল সম্রাটের রাজত্ব অপেক্ষা 
সর্বাধিক বিস্তৃত ছিল। ক্যামব্রিজ হিস্ট্রোরী রচয়িতা লিখেন- “তার শাসন 
গযনী থেকে চট্টগ্রাম পর্যন্ত এবং কাশ্মীর থেকে কিরনাটক পর্যন্ত বিস্তৃত ছিল।" 

অপর এঁতিহাসিক লিখেন, প্রাচীন যুগ থেকে ইংরেজ আমল পর্যন্ত 
ভারতবর্ষের এত দীর্ঘ ও বিস্তৃত শাসন কখনও প্রতিষ্ঠিত হয়নি।” 

তার যুগেই এবং তারই ইংগিতে মীর জুমলাহ শত শত বছর পরে 
প্রথমবার আসাম (ভাষা, সভ্যতা-সংস্কৃতি, ধর্ম-মত ও বংশে ভারতবর্ষ থেকে 
পৃথক একটি স্বাধীন ভূ-খন্ড) কে জয় করে মোঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করে 
নেন। সকল পশ্চিমা ও অমুসলিম ভারতীয় এতিহাসিকগণের সেসব 
সমালোচনা ও বিতর্কিত ব্যাখ্যা-বিশ্লেষণ, যার উৎস-প্রেরণা মূলতঃ 
আওরঙ্গজেব আলমগীরের আত্মসম্ত্রমবোধ ও ইসলামের সাহায্য-সহযোগিতা: 
তা সত্ত্বেও তার অতুলনীয় ইচ্ছাশক্তি, দৃঢ়চিত্ততা, ব্যবস্থাপনা যোগ্যতা, 
সাধাসিধে বরং দুনিয়াবিমুখ জীবন, বীরত্ব, সাহসিকতা একটি প্রসিদ্ধ 
এঁতিহাসিক বাস্তবতা । 
আওরঙ্গজেব আলমগীর 

সম্রাট আওরঙ্গজেব রাজত্বের লাগাম হাতে নেওয়ার পর পূর্ণ মনৌযোগিতার 
সাথে সম্রাট আকবর-যুগের ইসলামবিরোধী নিদর্শনগুলো নিশ্চিহ্ন করা, শী'আ 
মতবাদের প্রভাবত্রাস করা (যার প্রাণকেন্দ্র ছিল দক্ষিণাত্য এবং যে কারণে তিনি 
তার জীবন ও শক্তির বিরাট অংশ দাক্ষিণাত্য অবরোধে ব্যয় করেছেন) । ইরানের 
সেসব অগ্নিপূজাসুলত সাংস্কৃতিক প্রভাব, যা আকবরী যুগে প্রতিষ্ঠিত হয়েছিল 
এবং যা ইরানী পঞ্জিকা ও নববর্ষ উৎ্সবরূপে পাওয়া যেত, সেসব বিষয় বিলুপ্ত 

Wwww.iscalibrary.com 


করার পদক্ষেপ গ্রহণ করেন। হিসাবরক্ষক-পরিদর্শকের শরঈ পদ কায়েম 
করেন। যেন তারা সৃষ্টিজীবকে নিষিদ্ধ ও হারাম বিষয়সমূহ থেকে বিরত রাখেন। 
তিনি সরকারের বহু শরীয়ত পরিপন্থী আয়ের উৎস বন্ধ করেন। গোটা রাজত্বে 
শরঈ আইন-কানুন জারি করতঃ বিচারকদের সহায়তার জন্য ফিকহী মাসায়েল 
সংকলন ও সুবিন্যস্তকরণের কষ্ট স্বীকার করেন। সুতরাং “ফাতাওয়ায়ে 
আলমগীরী' নামে একটি বিশাল সংকলন তৈরী হয়, যা মিসর-তুরক্কেও 
(ফাতাওয়ায়ে হিন্দিয়াহ নামে) ইসলামী আইনের একটি বিশাল' ও নির্ভরযোগ্য 
উৎস মনে করা হয়। কুর্নিশ ও অভিবাদনের অনৈসলামিক ও একতৃবাদবিরোধী 
প্রথা বিলুপ্ত করেন। তদস্থুলে ইসলামী অভিবাদন সালামের সুন্নত চালু করেন। 
সংক্ষেপে আল্লামা ইকবালের ভাষায়- 


১4১৮০০৫০214 মত ৮৫০৮৫৮৪৮১০৬ 


“একতৃবাদের দ্বীপশিখা জ্বলছে লেলিহান 
যখন ইবরাহীম ছিলেন মুর্তিঘরে ৷’ 

এসব সংস্কার ও বৈপ্লবিক কর্মকাণ্ড ব্যতিত তিনি যেসব ধর্মীয় মূল্যবোধ ও 
মর্যাদার অধিকারী ছিলেন, তন্মধ্যে সবচেয়ে ছ্বীপ্তিমান গুণ হচ্ছে, তার 
সচেতনতা, দৃঢুচিত্ততা, কর্তব্যপরায়ণতা এবং রাজত্বের খুঁটিনাটি বিষয় সম্পর্কে 
জ্ঞানপপ্রজ্ঞা ও আইন-শৃঙ্খলার উপর পুরোপুরি চলার প্রচেষ্টা, যা এই আল্লাহ 
প্রদত্ত বিশাল রাজত্বের অধিপতির জন্য প্রথম শর্ত? তিনি আপন পিতা সম্রাট 
শাহজাহানকে এক পত্রে লিখেছিলেন আর ইতিহাসও এর সাক্ষী; তিনি লিখেন, 
‘আমার বিরুদ্ধে আলস্য, আরামপ্রিয়তা ও বিলাসিতার অভিযোগ উঠতে পারে 
না।' জনৈক আমীর একবার তাকে পরামর্শ দিয়েছিল, জাহাপনা! রাজ্যের 
কাজে অতিরিক্ত কষ্ট স্বীকার করবেন না। এতে স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব 
পড়তে পারে। শরীর খারাপ করতে পারে। তার জবাবে তিনি বলেছিলেন, 
‘আমাকে আল্লাহ তাঁআলা অন্যের তরে পরিশ্রম করার জন্যই প্রেরণ 

করেছেন" সাথে শায়খ সাদী (র)-এর নিম্নোক্ত ছন্দ আবৃত্তি করেন, 

পালা 
রাজত্বের এই প্রশস্ততা সত্বেও এর আইন-শৃঙ্খলা সম্পর্কে স্বয়ং অবগত ও 
পেরেশান হওয়া এমন ব্যক্তিত্বেরই কাঁজ, যিনি দৃঢ় সংকল্প, ইস্পাতকঠিন দেহ- 
সৌষ্ঠব, সীমাহীন দায়িত্ব জ্ঞান ও আল্লাহভীতির অধিকারী । বিস্ময়ের ব্যাপার হল 
রাষ্ট্রীয় মৌলিক বিষয় ও রাজত্বের গুরুত্বপূর্ণ প্রয়োজনাদির প্রতি তার দৃষ্টি 


Wwww.iscalibrary.com 


হযরত শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্দিসে দেহলভী (র)-এর জীবন ও কর্ম ৩৭ 


যতখানি নিবদ্ধ ছিল, ততখানিই ছিল ছোট-খাট বিষয়েও। তিনি দক্ষিণে 
থাকতেন, কিন্তু উত্তর, পশ্চিম ও পূর্বাঞ্চল সব দিকেরই খবর রাখতেন। নিজের 
ব্যক্তিগত তর্ত্বীনুসন্ধান ও রিপোর্টারদের সাহায্যে আইন-শৃঙ্খলা সংক্রান্ত 
সুক্মাতিসূক্্ম বিবরণ যাচাই করতেন। যার ফলে রাষ্ট্রের কর্মকর্তা-কর্মচারীগণ 
যেখানেই অবস্থান করত, সচেতন ও তৎপর থাকত । তিনি ছোট ছোট লিখিত 
প্রতিবেদন স্বয়ং পাঠ করতেন। তার স্বরচিত নিম্নোক্ত ছন্দই তার মনের 
আকুতিগুলোর সঠিক ব্যাখ্যা । তার দায়িত্ববোধ ও এর পরিণামে তার বিভিন্ন কষ্ট- 
যাতনার বাস্তব চিত্র । তিনি প্রায়ই স্বরচিত নিম্নোক্ত পংক্তিটি আবৃত্তি করতেন। 


+5৮-4। Vit ৮ 
tL os 522০0 
কখনও কখনও: আবৃত্তি করতেন নিম্নোক্ত কবিতা । এর উপর তার 
আমলও ছিল। 
ru OES SY 
Uf (70 22 ADL hid 
আওরঙ্জজেবের দুর্বল স্থলাভিষিক্ত 
কিন্তু সম্রাট আওরঙ্গজেবের পর এই বিশাল বিস্তৃত ও গৌরবময় সিংহাসনে 


€যা দীন বিনাশকারী হওয়ার পরিবর্তে দীনের সাহায্যকারী এবং জাতি 
ধ্বংসকারী হওয়ার পরিবর্তে জাতির সেবক হয়ে গিয়েছিল) তার বংশধরদের 


মধ্যে এমন লোক আসে, -মনে হয় যেন তারা শপথ করেছিল, সম্রাট 


আলমগীরের ছারা ইসলামের সাহায্য, রক্ষণাবেক্ষণ, দীনের পুনর্জীবন দান ও 
সুন্নত চালুর যে ‘ভুল’ (1) হয়েছিল, তারা এর ক্ষতিপূরণ করবেন। সেই সাথে 
আলমগীর আযম এই রাজত্বের সীমানায় যে প্রশস্ততা এনেছিলেন, ভারতবর্ষের 
আইন-শৃঙ্খলাকে নিজের বিচক্ষণতা, সচেতনতা, দৃঢ়চিত্ততা, দক্ষতা ও 
কর্তব্যপরায়ণতার মাধ্যমে যে স্থিতিশীলতা ও দৃঢ়তা এনে দিয়েছিলেন, 
জনসাধারণ ও দাঙ্গাবাজ-কুচক্রীদের উপর যে প্রভাব বিস্তার করেছিলেন, তা 
নিজেদের বিলাসপ্রিয়তা, আলস্য-উদাসীনতা ও অযোগ্যতা, গৃহবিবাদ, 
আভ্যন্তরীণ কোন্দল ও টানাপোড়েন, স্বার্থপর ও ক্ষমতালিন্সু রাজন্যবর্গ ও 
মন্ত্রীদের উপর পূর্ণ আস্থা এবং রাষ্ট্রীয় বিষয়ে উদাসীনতা প্রদর্শনের মাধ্যমে 
ধারাবাহিকভাবে সেই পাপের (!) কাফফারা আদায় করতে থাকবেন। সুতরাং 
এই মোঘল সাম্ৰাজ্যই নয়, মুসলিম উম্মাহই নয় বরং গোটা ভারতবর্ষের 


Wwww.iscalibrary.com 


দুৰ্ভাগ্যক্ৰমে তার সিংহাসনে একের পর এক দুর্বল ও অযোগ্য শাসক সমাসীন 
হতে থাকে। ইতিহাসের চরম বিস্ময় এবং আল্লাহ পাকের অমুখাপেক্ষিতা ও 
বড়ত্বের বহিঃপ্রকাশ হিসেবে দেখা গেল, তার প্রথম উত্তরাধিকারী প্রথম শাহ 
আলম বাহাদুর শাহ ছিল নিজের স্বনামধন্য পিতার সম্পূর্ণ বিপরীত। হযরত 
শাহ ওয়ালীউল্লাহ রে)-এর যুগে (১১১৪-১১৭৬ হি.) আওরঙ্গজেবের পরে 
পর্যায়ক্রমে এগারজন মোঘল সম্রাট সিংহাসনে অধিষ্ঠিত হন। 
(১) মুহাম্মদ মু'আযযম বাহাদুর শাহ ওরফে শাহ আলম বাহাদুর শাহ প্রথম, (২) 
মুইয্যুদ্দীন জাহাদার শাহ, (৩) ফুররাখ সিয়ার ইবনে আযীমুশৃশান (8) 
নেকুসিয়ার, (৫) রফীউদ্দারাজাত ইবনে রফীউল কাদর, (৬) রফীউদ্দৌলাহ 
ইবনে রফীউল কাদর, (৭)-মুহাম্মদ শাহ ইবনে জাহান শাহ, (৮) আহমদ 
শাহ ইবনে মুহাম্মদ শাহ, (৯) আবীযুদ্দীন আলমগীর ইবনে জাহীদার শাহ, 
(১০) মহিউস সুন্নাহ ইবনে কামবখশ ইবনে আলমগীর, (১১) শাহ আলম 
ইবনে আবীযুদ্দীন। 

অর্ধশতকের অন্তবর্তী সময়ে এগারজন স্মাট সিংহাসনে সমাসীন হয়েছেন। 
তন্মধ্যে কারও কারও শাসনকাল মাত্র দশ মাস, কারও চার মাস অপেক্ষাও কম, 
কারও রাজত্ব ছিল নামমাত্র, আবার কারও মাত্র কয়েক দিনের । আমরা এখানে 
তার প্রথম উত্তরাধিকারী শাহ আলম বাহাদুর শাহ, ফুররাখ সিয়ার ইবনে 
আবীমুশশান, মুহাম্মাদ শাহ ও শাহ আলমের শাসনামল এবং সেসব গুরুত্বপূর্ণ 
ঘটনাবলি ও ট্রাজেডি সম্পর্কে পর্যালোচনা করব, যেগুলো ভারতবর্ষের ইতিহাস 
ও মুসলমানদের ভাগ্য গঠনে বিশেষ ভুমিকা রেখেছে। 


প্রথম শাহ আলম বাহাদুর শাহ 

তিনি ছিলেন বাদশা আলমগীরের বড় ছেলে, যে অপর সন্তান মুহাম্মদ 
আবম শাহকে পরাজিত করে সিংহাসনে আরোহন করেন। আলমগীরের 
মানসিকতা ও মতাদর্শের সাথে তার বিরোধের সবচেয়ে বড় ও প্রথম প্রমাণ 
হচ্ছে, তিনি শী‘আ মতাদর্শ গ্রহণ করেন, যা শুধু আলমগীরের আকীদা- 
বিশ্বাস, মানসিকতা ও চেতনার পরিপন্থীই ছিল না বরং পুরো তৈমুরী ধারার 
রাষ্ট্রপরিচালকদের আকীদা-বিশাস, ধর্ম-পথ ও মতাদর্শের পরিপন্থী ছিল, এই 
সাম্রাজ্যের কল্যাণ এবং স্বার্থগুলোর বিপরীত ছিল। (যেখানে মুসলিম 
বাংলা মুলুক থেকে নিয়ে রাজত্বের পশ্চিম সীমানা কাবুল-কান্দাহার পর্যন্ত সুন্নী 
মতাদর্শ ও হানাফী মাযহাবের অনুসারী ছিল) ভারতবর্ষে যার সাফল্য ও 
গ্রহণযোগ্যতার কোনও সম্ভাবনাই ছিল না। 

Wwww.iscalibrary.com 


হযরত শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্ছিসে দেহলভী (র)-এর জীবন ও কর্ম. ৩৯ 


সিয়ারুল মুতাআখখিরীন (পরবর্তীদের আদর্শ) গ্রন্থ প্রণেতা গোলাম 
হুসাইন তবাতবাঈর বর্ণনা মতে (যিনি স্বয়ং ইছনা আশারী মতবাদের বিশ্বাসী 
ছিলেন এবং যার শী'আ হওয়ার কথা এঁতিহাসিক আলামত ছারা প্রমাণিত) 
বাহাদুর শাহের শী‘আ মতাদর্শ গ্রহণ, এ বিষয়ে আহলে সুন্নাত ওয়াল 
জামাতের আলিমদের সাথে তর্ক-বিতর্কে লিপ্ত হওয়া, ভাষণ-বক্তৃতায় ৬০ 
এ 0১০ ৬৮৭৪ 1১ (আলী আল্লাহর ওয়ালী, রাসূলুল্লাহ প্রতিনিধি) 
বাক্য সংযোজনের নির্দেশ দানের ফলে বাদশার আবাসভূমি লাহোরে হৈ চৈ 
পড়ে যায়। বিশৃঙ্খলা শুরু হয়। উক্ত লেখক স্বয়ং তার প্রথা গ্রহণ না করার 
কথা উল্লেখ করেছেন। তিনি লিখেন, “সম্রাট এ ব্যাপারে বরাবরই বাড়াবাড়ি 
করতে থাকেন। শী'আ মতবাদের প্রসার ও শক্তি বৃদ্ধিতে সদা সচেষ্ট ও 
তৎপর থাকেন। দীর্ঘ সময় পর্যন্ত আলেমদের সাথে বিতর্কের দ্বার খুলে 
রাখেন। কিন্তু এতে কোনও লাভ হয়নি৷’ 

এই পরিবর্তনের পরিণাম জনসাধারণ ও সামরিক বাহিনীর মাঝে ভগ্ন 
হৃদয়, মন কষাকষি বরং কুধারণারূপে প্রকাশ পায় । তাদের মধ্যে সেই ধর্মীয় 
চেতনা বাকি থাকেনি, যা ছিল বিগত মোগল সম্রাটদের যুগে এক বিরাট 
শক্তিশালী প্রেরণা । এই বাস্তবতাকে কতিপয় অমুসলিম এঁতিহাসিকও 
উপলব্ধি করেছেন । ডা. সতীশ চন্দ্র লিখেন, ‘রাজত্বের নিয়ম-শৃঙ্খলায় ধর্মের 
প্রভাবত্রাস পেয়ে যায়” 

মাওলানা যাকাউন্লাহ সাহেব ভারতবর্ষের ইতিহাসে লিখেন, ‘আলমগীরের 
মৃত্যুর পর রাজত্বের কর্মকাণ্ডে বিরাট ধরনের পরিবর্তন সৃষ্টি সূচিত হয়ে 
গিয়েছিল। বদলে গিয়েছিল সকল সম্পর্কের চিত্র । মারাঠীদের সাথে তৈমুরিয়া 
রাজত্বের যে সম্পর্ক ছিল, সম্পূর্ণরূপে তা পাল্টে হয়ে গিয়েছিল। মোঘল 
সম্বাজ্য দুর্বল হতে হতে মুমূ্ধপ্রায় হয়ে গিয়েছিল । কিন্ত মৃত্যুশয্যায়ও নিজের 
দম্ত-অহংকার ও জীকজমক থেকে হস্ত সংকোচন করেননি ৷” 

সেই আলমগীর যিনি আওরঙ্গবাদে থাকলে দিল্লী তো ভাল, বিহার এবং 
বাংলা মুলুকেও সরকারী কর্মকর্তা-কর্মচারীদের উপর তার প্রভাব বিরাজ 
করত । তিনি রাজত্বের ক্ষুদ্র ক্ষুদ্র ব্যাপার সম্পর্কেও সজাগ থাকতেন এবং 
যথাসময় উপযুক্ত ব্যবস্থা গ্রহণ ও যথাযোগ্য নির্দেশ জারি করতে এতটুকু 
কালবিলম্ব করতেন না। আর তার উত্তরাধিকারীর একি দূরাবস্থা! ভারতবর্ষের 
এতিহাসিক লিখেন, ‘আইনত ও -বেআইনীভাবে কার্যক্রম চালুর ব্যাপারে 
তৎক্ষণাৎ মতানৈক্য হয়। বাদশার দস্তখতের কোনও মূল্য নেই। বাদশা তার 
সেক্রেটারীকে বলেন, সকল কর্মচারী পরস্পর একমত্য হয়ে গেছে। যা ভাল 
মনে করে তাই করে। আমাদের কেবল প্রতিমূর্তি আছে। প্রজাসাধারণের 
আকাঙ্ক্ষা পূরণ বা স্বার্থরক্ষা ছাড়া আমাদের কোন গত্যত্তর নেই ৷’ 

Wwww.iscalibrary.com 


তিনি আরও লিখেন, “কৌতুক সম্রাট লোফার চরিত্র তার ইতিহাস 
‘উদাসীন স্ম্রাট' এর আকর বলেছেন। রাত্রিবেলায় জাগ্রত থাকে। দিনের 
বেলা দুপুর পর্যন্ত ঘুমিয়ে কাটায়, যার কারণে সফরের দিন সৃষ্টিজীবের কষ্ট 
হয়। তারা আপন তাবুসমূহের দৃষ্টান্ত খুঁজে পায় না।' তৃতীয়তঃ সে নিজের 
আইন পরিপন্থী আলেমদের উপর ভর্থসনা ও অপবাদের কালিমা লেপন 
করেছে। স্থানে স্থানে তাদের বন্দি করেছে। অধিকন্তু মন-মানসে হিংস্রতা ও 
পাগলামী এতটাই প্রবল হয়েছে যে, রাজধানী লাহোরে ৯ মুহররম ১১২৪ 
হিজরীতে এ নশ্বর পৃথিবী ত্যাগ করে ।” 

তবাতবাঈও উল্লেখ করেছেন- শাহ আলম বাহাদুর শাহের শেষ জীবনে 
মস্তিষ্ক বিকৃতি, কুকুরকে মেরে ফেলার নির্দেশ জারি এবং যাদুর ভয় ছিল। 

এভাবে আলমগীরের প্রথম উত্তরাধিকারীর যুগেই এবং মাত্র ছয় বছরের 
বাজত্কালেই বিশাল মোঘল সাম্রাজ্যের প্রাসাদ হেলে পড়ে। তার সেই 
বৈশিষ্ট্য ও প্রভাব- বিলীন হয়ে যায়, যা বিরোধী শক্তিসমূহ, কুচক্রীমহল এবং 
বিশেষ অবিশেষ সর্বশ্রেণীর মানুষের মন-মানসে সম্রাট বাবরের যুগ থেকে 
বদ্ধমূল হয়েছিল । 
ফুররাখ সিয়ার 

ফুররাখ সিয়ার (১১২৫-১১৩১ হি.)-এর যুগে হুসাইন আলী খান, 
আবদুল্লাহ খান (তন্মধ্যে প্রথমজনকে আমীরুল. উমারা আর দ্বিতীয়জনকে 
কুতুবুল মালিক উপাধিতে ভূষিত করা হয়েছিল)-এর কর্তৃত্ব স্বয়ং সম্রাট. এবং 
সমগ্ রাজত্বে প্রতিষ্ঠিত হয়ে যায়। ফুররাখ সিয়ার তাদের হাতের খেলনায় 
পরিণত হয়েছিল। অবশেষে তারা ফুররাখ সিয়ারকে বন্দি করে। অনন্তর 
তাকে জীবনের বন্দিতব থেকেও মুক্ত করে দেয়। “ভারতবর্ষের ইতিহাস’ 
রচয়িতা লিখেন, মুহাম্মাদ সিয়ার যদিও বিশাল চরিত্র, প্রশস্ত মন ও 
মূল্যায়নকারী ছিলেন, প্রত্যেকের সেবা ও সংশয়ের জবাবে চাইতেন যথাসম্ভব 
পদমর্যাদা ও উত্তম সেবা প্রদান করে সমপর্যায়ের লোকদের সম্মান করতে । 
কিন্তু সে ক্ষমতা তার ছিল না। আর না তিনি বিচক্ষণ. যুবক ছিলেন । রাষ্ট্রীয় 
কর্মকাণ্ড সম্পর্কে উদাসীন, শৈশবকাল থেকে বাংলা মুলুকে বাপ-দাদা থেকে 
দূরে বেড়ে উঠেছেন। দৃঢুচিত্ততা ও সঠিক সিদ্ধান্ত গ্রহণের যোগ্যও ছিলেন নাঃ 

অন্যের মতামতের উপর চলতেন। সৌভাগ্যক্রমে রাজমুকুট ও রাজত্ব 

না 17579 তিনি তার 
বিপরীত সহজাত কাপুরুষতায় হীনমন্য ছিলেন। স্বার্থপর লোকের কথার 
গভীরে পৌঁছতে পারতেন না। প্রথম থেকেই আপন রাজত্বের পতন ও 
বিপর্যয়ের উৎস নিজেই হয়ে গিয়েছিলেন । 


Wwww.iscalibrary.com 


হ্যরত শাহ ওয়ালী উল্লাহ যুহাদ্দিসে দেহলভী (র)-এর জীবন ও কর্ম ৪১ 


বাদশার দরবারে রাজা রতন সিংহ (দেওয়ানে সাইয়িদ আবদুল্লাহ খান) 
সকল. কর্মচারীর কাজকর্মে হস্তক্ষেপ করত। কারও মৌলিক অধিকার ও 
সম্মান সে বাকী রাখেনি। বিশেষতঃ ধন-সম্পত্তি সংক্রান্ত মামলাগুলোতে 
বাদশার বিলাসিতা, নির্জনাবাস ছাড়াও বোকামী, নিবুদ্ধিতা বেড়ে গিয়েছিল 
অনেক। বন্ধ হয়ে গিয়েছিল আল্লাহর সৃষ্টিজীবের সেবামূলক. কাজ । 

অবশেষে দুই ভাই (কুতবুল মালিক ও আমীরুল উমারা) মিলে ফুররাখ 
সিয়ারের চোখে শলাকা ঢুকিয়ে দেয় এবং দুর্গের ভেতর কবর আকৃতির 
জেলখানায় বাদশাকে বন্দি করে। ছয় বছর চার মাস শাসন করে তিনি এই 
পৃথিবী থেকে বিদায় নেন। এসব ঘটনা গোটা সাম্রাজ্যের মোঘল সিংহাসনের 
উত্তরাধিকারীদের অপমান-লাঞ্কুনা এবং রাজত্বের মূল্যহীনতা উপমা সৃষ্টি করে। 


মুহাম্মদ শাহ বাদশা 

মুহাম্মদ শাহ উনব্রিশ বছর ছয় মাস রাজত্ব করেন। তার শাসনামল নানা 
ঘটনাবলি ও ট্রাজেডিতে ভরা । তার শাসনামলেই নাদের শাহ কর্তৃক দিল্লীর 
উপর এঁতিহাসিক আক্রমণ হয়। কিন্তু সে সময় রাজত্বের উপর প্রভাবশালী ও 
তার ভালমন্দের মালিক ছিলেন এই দুই সাইয়িদ বংশধর কুতবুল মালিক 
আবদুল্লাহ খান এবং আমীরুল উমারা হুসাইন। সে সময় দরবারী লোকদের 
প্রভাব এতই খর্ব হয়ে গিয়েছিল যে, তাদের দু'জনের চাপের কারণে বাদশা 
জুম“আর নামায ব্যতিত কোনও বিধান বা নির্দেশ জারী করতে সক্ষম ছিলেন 
না। এ দুই ভাই ইরান-তুরানের সকল বংশের বেইজ্জতি ও সম্মানহানীতে 
কোমর বেঁধে নামে। পদত্যাগ ও নির্জনাবাসেও মুক্তি নেই। সকল 
উত্তরাধিকারী বংশধর এবং কাছের ও দুরের নিবেদিতপ্রাণ নওকরদের মন 
এই ভেবে অত্যন্ত বিচলিত হচ্ছিল যে, সিংহাসন ও মুকুটের উত্তরাধিকারীগণ 
আজ অসহায়-পরাধীন। তারা জুম'আর নামায ও শরঈ আহকাম বাস্তবায়নে 
সক্ষম নন। আগ্রার নিকট থেকে শুর নদীর উপকূল পর্যন্ত হিন্দুরা মন্দির তৈরী 
করছে। গো হত্যাকে নিষেধ করছে।" 

অর্থনৈতিক ও রাষ্ট্রীয় সকল বিষয়ে রতন চান্দের স্বেচ্ছাচারিতায় -যে 
সাইয়িদ বংশধর ও কৃষক-ব্যবসায়ী গোষ্ঠী ব্যতিত কারও প্রতি দয়া করত না, 
ছোটবড় সকলেই বিতৃষ্ণ ছিল। প্রত্যেক অঞ্চলের অভিজাত সম্বান্তরা লাঞ্ছনা- 
গঞ্জনায় কালাতিপাত করত। 
হীনমন্য কাপুরুষ একজন যুবক ছিলেন, ভোগ-বিলাসে মত্ত হয়ে কেবল সে 
ক্কাজেই মনোযোগ দিতেন, যা একান্ত আবশ্যক হত। এ কারণে একটু একটু 

Wwww.iscalibrary.com 


করে প্রত্যেক সম্প্রদায়ের আমীর-উমারা ও' নেতৃবৃন্দ এরং জনসাধারণের 
মন-মানস থেকে তার ভয়-ভীতি উঠে যায়। প্রত্যেকেই তার মন-মস্তিষ্কে 
একটি দৃঢ় ইচ্ছা নিয়ে স্বস্থানে বসে। তারা নিজের স্বাধীনতা ও স্বাধিকারের 
শ্বাস গ্রহণ করত ।” 

সে সময় দরবার ও রাজন্যবর্গের মধ্যে নিযামুল মুলক আসিফ জাহেরই 
এমন ব্যক্তিত্ব ছিলেন, যিনি দৃঢ়চিত্ত ও উচ্চ সাহসী হওয়ার সাথে সাথে 
ক্ষমতাসীন বাদশার বাধ্যগত, কৃতজ্ঞ, একনিষ্ঠ ও হিতাকাঙ্কী ছিলেন। কিন্তু 
সাইয়িদ ও ইরানী শক্তি কিছুতেই তার কথা ও নির্দেশ বাস্তবায়িত হতে দিত 
না। তিনি যখন দেখলেন, তার কৃতজ্ঞতা ও একনিষ্ঠতার কোনও মূল্য নেই। 
এখানে থাকা মানে সময় নষ্ট করা এবং সর্বদা নিজেকে বিপদাক্রান্ত রাখার 
নামান্তর, তখন তিনি দক্ষিণাত্যের পথ ধরেন । ফলে দিল্লীর মাঠ স্থার্থপরদের 
জন্য খালি হয়ে যায়। 

এরপর মুহাম্মদ শাহের উপর বিলাসিতা এতই প্রাধান্য পায় যে, তিনি 
তার পূর্ববর্তী বিলাসপ্রিয়দেরকে ডিঙিয়ে যান এবং তাদের ঘটনাবলিকেও ম্লান 
করে দেন। ভারতবর্ষের ইতিহাস রচয়িতাগণ লিখেন, 

“সম্রাট মুহাম্মাদ শাহ ধর্ম তো পরিবর্তন করেননি, কিন্তু পানি পানের স্থান 
বা মতাদর্শ বদলে ফেলেন। কালো মেঘ তার ঘোষক সাব্যস্ত হয়। সাধারণ 
নির্দেশ ছিল, এদিকে হিমালয়ের পাদদেশ থেকে সুর উঠবে। মেঘ গর্জন 
করবে, আমার তাবু মরুপ্রান্তরে রওনা হবে।” 

অবশেষে সাইয়িদ বংশধর আমীরুল উমারা সাইয়িদ হুসাইন এবং 
কুতবুল মালিক নবাব আবদুল্লাহ খান (হাসান আলী খান) -এর নেতৃত্বের 
পরিসমাপ্তি এবং ভবলীলা সাঙ্গ হয়। কিন্ত এতেও মোঘল সাম্রাজ্যের ভাগ্য 
বদলায়নি। কারণ, বাদশা শাসনকার্ষের যাবতীয় যোগ্যতা ও বিপদ-বিপর্যয় 
উপলব্ধির ন্যুনতম জ্ঞান থেকেও বঞ্চিত ছিলেন। 

সাইয়িদ হাশেমী ফরিদাবাদী “তারীখে হিন্দ’ গ্রন্থে লিখেন, “বাদশার 
নিয়ন্ত্রক সাইয়িদ বংশের যবনিকাপাত আর মুহাম্মদ শাহের শক্তি ও স্বাধিকার 
লাভের ফলে গোটা রাজ্যে ব্যাপকভাবে আনন্দ-উল্লাস করা হয়। কিন্তু এই 
আনন্দ বাদশা পূজার আগ্রহে ছিল না বরং ভবিষ্যতে আইন-শৃঙ্খলার উন্নতি 
এবং রাষ্ট্রীয় সুখ-শান্তি ও জনকল্যাণের প্রত্যাশার উপর নির্ভরশীল ছিল। তবে 
এর বাস্তব পরিণতিও দুঃখ ও হতাশা ছাড়া আর কিছুই ছিল না। কারণ, 
আকবর ও আওরঙ্গজেবের নতুন উত্তরাধিকারীগণ মূলতঃ তাদের গৌরবময় ও 
সৌভাগ্যবান পূর্বপুরুষদের বাদশাসুলভ গুণাবলি শূন্য ছিল। ব্যক্তিগত ভোগ- 
বিলাসের উন্াত্ততার মাঝে রাষ্ট্রীয় বিষয়ে মনোনিবেশের অবকাশই ছিল না 


Wwww.iscalibrary.com 


হযরত শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্দিসে দেহলভী (র)-এর জীবন ও কর্ম ৪৩ 


তাদের । রাজত্বের অবস্থা সম্পর্কে সে রাজমহলের বেগমদের থেকেও অধিক 
উদাসীন এবং রাজ্যের অনিষ্টতার প্রতি ভ্রক্ষেপহীন ছিল । এমনকি তার দাদি 
(শাহ আলম বাহাদুর শাহের রাজরাণী মেহের পরওয়ার) সম্পর্কে জানা যায়, 
তিনিও তার জ্ঞানশূন্য মাতাল নাতিকে বারবার এই আলস্য ও উদাসন্দ্রা 
থেকে জাগানোর চেষ্টা করতেন, যার সুস্পষ্ট পরিণতি ছিল পতন ও লাঞ্ছনা । 

এখানে আমাদেরকে যদুনাথ সরকারের সেই ভাষ্য লক্ষ্য রাখতে হবে, যা 
তিনি মুহাম্মদ শাহের দুর্বলতাগুলোর পর্যালোচনায় লিখেছেন। তিনি লিখেন, 
“মুহাম্মদ শাহ যদিও সম্মান পাওয়ার উপযুক্ত নন, তবে দয়া পাওয়ার দাবীদার ৷ 
একজন ধীমান ব্যক্তিত্বের! কিন্তু তিনি ছিলেন একজন সাধারণ মানুষ৷ 
এঁতিহাসিকগণ তাকে অভিযুক্ত করে বলেন, তিনি রাষ্ট্রীয় কাজকর্ম আঞ্জাম 
দেওয়ার পরিবর্তে বিলাসিতায় নিজের সময় ব্যয় করেছেন। কিন্তু অবস্থা এতটাই 
শোচনীয় ছিল যে, তার মত মানুষ যদি রাষ্ট্রীয় কাজকর্মে পুরোপুরি মনোযোগও 


ব্যক্তিত্বেও অনুভূতিশূন্য ছিলেন। কিন্তু মুহাম্মদ শাহের মধ্যে সকল দূরাবস্থা এবং 
সেসব সংশোধনে নিজের অসহায়তু দুটিরই উপলব্ধি ছিল।” 
মোটকথা, যেই রাজত্ব সম্রাট বাবরের বিশ্বজয়ের সংকল্প এবং তার দৃঢ়তা 
ও পরিশ্রমের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল, যাকে তার যোগ্য উত্তরসূরীগণ বাদশা 
আওরঙ্গজেব পর্যন্ত তার বীরত্বের রত্ন ও তৈমুরী মূল্যবোধের সাথে কায়েম 
রেখেছিলেন, তা এমন চরম ভোগ-বিলাস, উদাসীনতা ও আত্মবিস্মৃতির স্তরে 
নেমে আসে, যা উত্তরাধিকার লব্ধ ও লাগামহীন রাজত্বের ইতিহাস বরং ভাগ্য 
হয়ে গিয়েছিল। আল্লামা ইকবাল যথার্থই বলেছেন, 
ESOT IAN 
7 ish hey St 
‘আমি জাতির ভাগ্যের কথা তোমাকে কি শোনাব! 
অবশেষে পরিণতি তা-ই হয়েছে, যা স্বয়ং মুহাম্মদ শাহ ৪ ০0০০1 ০১১ 
০১৪3৫১3০২১৯ (পোপের পরিণতি নাদেররূপে পাকড়াও করেছে) 
বাগীতাপূর্ণ বাক্যে ব্যক্ত করেছেন। হিজরী ১১৫১ সালে নাদের শাহ দিল্লী যাত্রা 
করেন। তিনি এর পূর্বে মুহাম্মদ শাহকে একাধিক পত্র লিখেছিলেন। কিন্তু 
এঁতিহাসিকের বর্ণনামতে, ‘এখানে সেদিনগুলোতে চলছিল ভোগ-বিলাসের 


Wwww.iscalibrary.com 


তোড়জোর উন্মাদনা । মুহাম্মদ শাহ ছিলেন অধিপতি । আরাম-আয়েশ ছাড়া 
তার কাজের কাজ কিছুই ছিল না। সর্বক্ষণ হাতে ছিল মদ আর বগলের নিচে 
কুহকিনী। তখন কারই-বা মস্তিষ্ক ছিল চিঠির জবাব লেখার মত! 

নাদের শাহের দিল্লী আক্রমণের বিস্তারিত বিবরণ ভারতবর্ষের ইতিহাস 
গ্রন্থাবলিতে পড়তে পারেন। তবে তার আক্রমণের পর দিন্ীর যে দুরাবস্থা 
হয়েছে, (উল্লেখ্য যে, সে সময় হযরত শাহ ওয়ালীউল্লাহ রে) -এর বয়স ছিল 
৩৭ বছর এবং তিনি হিজা সফর থেকে প্রত্যাবর্তন করেছিলেন) তার 

‘নাদের শাহের গ্রস্থানের পর গোটা শহর ছিল মরদেহে ভরা আর জীবন্তদের 
থেকে খালি । ঘর-বাড়িগুলোতে বিরাজ করত ভূতুড়ে পরিবেশ । জনশূন্যতায় খাঁ 
হা করত চারদিক । মহল্লার পর মহল্লা ও গ্রামের পর খাম জুলে পুড়ে ভগ্ম হয়ে 
গিয়েছিল । দুর্গন্ধ বের হত লাশের স্তপ থেকে। না কেউ ছিল কাউকে কাফন 
দেওয়ার আর না ছিল কেউ দাফন করার । মরে-পঁচে হিন্দু-মুসলমান একাকার 
হয়ে যায়। ভ্রপে স্তপে আসবাবপত্র জুলে পুড়ে চারিদিক হয়েছে ধুলিমলিন। এ 
তো ছিল শহরের অবস্থা । দরবারের অবস্থা ছিল আরও শোচনীয়, কিছুদিন তারা 
গভীর ন্দ্রাবিভোর থাকে । আর যখন জেগে ওঠে, তখন তাদের চক্ষুযুগলে এত 
বেশি কেতুর লেগেছিল যে, দেখলে ঘৃণা হত। 

ধনাগারে ছোলা বাদাম পর্যন্ত ছিল না। ট্যাক্স ও করের কোনও খবর ছিল 
না। ধ্বংস, বিরান ও বিভীষিকাময় অবস্থা ছিল সর্বস্থানে । তাছাড়া মারাঠীদের 
আতম্কও একেবারে দূর হয়নি। যেসব প্রদেশ তাদের দখলে 'চলে গিয়েছিল, 
সেগুলো তাদের হাতে ধ্বংস হয়েছিল। এসব বিপদ্‌-আপদেও দরবারীদের 
বিবাদ মিটেনি। সেখানেই এক গ্রুপ ছিল তাওরানী আমীরদের, যাদের প্রধান 
ছিল আসিফ জাহ আর কমরদ্দীন খান ছিল মন্ত্রী। দ্বিতীয় গ্রুপ ছিল সেসব 
আমীরদের, যারা তাদেরকে বহিষ্কার করতে চাইত । তাদের মধ্যে বাদশাও 
একজন ছিলেন। মধ্যখানে যদি মারাঠীদের বিবাদ বাঁধা হয়ে না দীড়াত, 
তাহলে সেসব আমীর রাজত্বকে খণ্ড-বিখণ্ড করে কবেই নিজেদের মধ্যে ভাগ- 
বন্টন করে নিত! তৈমুর বংশের নাম-চিহ্ব পর্যন্ত মুছে ফেলত ধ্রাপৃষ্ঠ হতে ।” 

নাদের শাহ ভারতবর্ষ থেকে চলে যাওয়ার পর তার প্রথম ধাক্কায় দিল্লীর 
রাজত্ব থেকে তিনটি সবুজ শ্যামল প্রদেশ বাংলা, বিহার ও উড়িষ্যা পৃথক হয়ে 
যায় এবং সেসব অঞ্চলে আলীবরী খানের পৃথক এক রাজত্ব কায়েম হয়ে যায়। 

২৬ রবিউস সানী ১১৬১ হিজরী (মোতাবেক এপ্রিল ১৭৪৮ খৃ.) সালে 
মুহাম্মদ শাহ ডায়রিয়ায় আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নেন। “ভারতবর্ষের 


Wwww.iscalibrary.com 


হযরত শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্দিসে দেহলভী (র)-এর জীবন ও কর্ম ৪৫ 


ইতিহাস” রচয়িতার ভাষ্যমতে তিনি ত্রিশ বছর রাজতৃ করে তৈমুর বংশকেই 
ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়ে যান । 


দ্বিতীয় শাহ আলম 

মুহাম্মদ শাহের শাসনামলেই মোঘল শাসনের চারিত্রিক, নৈতিক ও 
ব্যবস্থাপনার দিক থেকে পতন হয়ে গিয়েছিল। ভারতীয় সমাজ ও আমীর 
ধনিক শ্রেণীর মানসিকতা ০৪১14 ০৪১ ৮১০ ০5.3) (মানুষ তাদের রাষ্ট্রীয় 
ধর্মীনুসারী হয়) মূলনীতি অনুযায়ী ভোগ-বিলাস, আরামপ্রিয়তা ও কৌতুক- 
বিনোদনের দিকে দ্রুত ঝুঁকে পড়ে। আর দ্বিতীয় শাহ আলমের শাসনামলে 
যিনি '১১৭৩ হিজরীতে (১৭৫৯ খৃ.) সিংহাসনে অধিষ্ঠিত হন, 
রাজনৈতিকভাবে এ রাজত্ব পতনের শেষ সীমায় পৌঁছে যায় । তিনি তার ৪৭ 
বছরের শাসনামলে অন্যের হাতের পুতুল হয়ে থাকেন । বক্সারের যুদ্ধে উদের 
নবাব শুজাউদ্দৌলার মন্ত্রী এবং মীর কাসেম ইংরেজদের হাতে পরাজিত 
হওয়ার পর ১৭৬৪ খৃষ্টাব্দে শাহ আলম ইংরেজদের আনুগত্য স্বীকার করে 
নেন এবং একটি চুক্তিতে স্বাক্ষর করে ফেলেন। যার ভিত্তিতে তিনি 
ইংরেজদের বেতনভোগী হয়ে যান। ১৭৬৫ খৃষ্টাব্দে তিনি ইংরেজদের সাথে 
আরও একটি চুক্তি করেন। ফলে বাংলা, বিহার ও উড়িষ্যার অর্থ মন্ত্রণালয়ের 
রাজস্ব আদায়ের অধিকারসমূহ ও ব্যবস্থাপনা ইস্ট-ইন্ডিয়া কোম্পানীর হাতে 
চলে আসে । শাহ আলম নিজেকে মারাঠীদের আশ্রয়ে সমর্পণ করেন। আর 
এলাহাবাদ ও আযমগড় জেলাসমূহ তাদের কাছে হস্তান্তর করে দেন। 

দ্বিতীয় শাহ আলমের অনেক পূর্ব হতেই গোটা দেশ মারাঠী, শিখ আর 
দিল্লী, আথা ও রাজপুত জাঠদের দয়া-করুণায় টিকে ছিল। যারা প্লাবনের 
মত আসত এবং গোটা এলাকা লুটতরাজ করে চলে যেত। দেশে কোন 
শক্তিই শান্তি ও আইন-শৃঙ্খলা রক্ষায় সক্ষম ছিল না। আহমদ শাহ আবদালী 
১৪ জানুয়ারী ১৭৬১ খৃস্টাব্দে পানিপতের ময়দানে মারাঠীদের পরাজিত করে 
দেশকে এই বিপদ থেকে উদ্ধার করেন। তিনি শাহ আলমকে দিল্লী ডেকে 
আনার আপ্রাণ চেষ্টা করেছেন। তার কাছে নিজের লোক পাঠিয়েছেন। বাধ্য 
হয়ে তার মা নবাব যিনাতমহলকে দিয়েও পত্র লিখিয়েছেন। যদি মোঘল 
সাগ্রাজ্যে সামান্যও প্রাণ আর শাহ আলমের মধ্যে রাজত্ব করার ন্যুনতম 
ভারতবর্ষে নিজের নেতৃত্‌ সুসংহত করে নিতেন। কিন্তু মোঘল রাজত্ব নিষ্প্রাণ 
তো ছিলই আর বাদশা কেবল ভীরু-কাপুরুষই নয়, আত্মসম্ম ও 
আত্মমর্ধাদাবোধ থেকেও শূন্য ছিল আল্লামা ইকবালের ভাষায়, 


Wwww.iscalibrary.com 


ca SL Farts 


“আত্মসম্রম যাকে বলে, তৈমুর বংশ থেকে তা বিদায় নিয়েছিল ।' 

বাদশা পূর্ণ দশ বছর পর (১৭৭১ খু.) এলাহাবাদ, দিল্লী ফিরে আসেন। 
সময় পেরিয়ে গিয়েছিল। কাজেই তিনি পানিপতের এত বড় বিজয় ও 
মারাহীদের পরাজয়ে কোনও ফায়দা লাভ করতে পারেননি। এখানে এসে 
তিনি আরও নতুন নতুন সমস্যা-সংকট, আমীরদের দৌরাত্ম্য, রোহিঙ্গাদের 
নতুন শক্তি এবং শিখদের আক্রমণে জর্জরিত হয়ে পড়েন। অবশেষে 
নাজীবুদ্দৌলার নাতি গোলাম কাদের রোহিঙ্গা ১৭৮৮ খৃষ্টাব্দে দিল্লী দখল 
করে নেয়। লুট করে নেয় রাজমহল। রাজকন্যাদের বেত্রাঘাত করে এবং 
তৈমুরী সাম্রাজ্যের উত্তরসূরী মোঘল সম্রাটের চক্ষু বর্শা-ছুরির মাথা দিয়ে 
খুঁচিয়ে উপড়ে ফেলে। মোঘল সাম্রাজ্য ও এর উত্তরাধিকারীদের এরূপ 
বেইজ্জতী ও অসম্মান ইতোপূর্বে আর কখনও হয়নি। 

১৭৮৯ খৃস্টাব্দে সিন্ধীয়াহ গোলাম কাদেরকে বড় নৃশংস ও নির্মমভাবে 
হত্যা করে এবং শাহ আলমকে পুনরায় সিংহাসনে বসায়। তার উপর নয় 
লাখ রুপি বাৎসরিক ট্যাক্স নির্ধারণ করে। একাধিক যুদ্ধ-বিগ্হের পর ১৮০৩ 
খৃষ্টাব্দে লর্ড লেক ইংরেজ সৈন্যসহ দিল্লী প্রবেশ করে। বিতাড়িত করে 
মারাহীদের। আর বাৎসরিক এক লাখ রুপি বাদশাহর ভাতা নির্ধারণ করে 
দেয়। শাহ আলম ৪৫ বছর সিংহাসনে আসীন আর ১৮ বছর অন্ধ অবস্থায় 
কাটিয়ে ১৮০৬ খৃষ্টাব্দে অনন্ত পথের যাত্রী হন। 


শিক্ষা ও আধ্যাত্মিকতার অবস্থা 

রাজনৈতিক বিক্ষিপ্ততা, সামাজিক বিশৃঙ্খলা-বিপর্যয় ও অধঃপতন সত্তেও এ 
যুগ ছিল ব্যক্তিগতভাবে শিক্ষাগত যোগ্যতা, দক্ষতা, সাহিত্য ও কাব্যচর্চা, 
আধ্যাত্মিক ধ্যান-তন্ময়তা, আত্মিক উন্নতি ও আত্মশুদ্ধির যুগ । তখন এমন বহু 
সুযোগ্য. ও স্বতন্ত্র ব্যক্তিত জন্ম নিয়েছেন, যাদের এই বিপর্যস্ত যুগের সাথে 
কোনও সম্পৃক্ততা ছিল না। যাঁদের উপর অবস্থা-পরিস্থিতির কারণে হতাশা ও 
ভীতির কোন ছাপ পরিলক্ষিত হত না। কথিত আছে, শিক্ষা ও সাহিত্য জগতের 
অসংখ্য অশ্বারোহী এসব ব্যক্তিত্বের সফল চেষ্টা-সাধনার ফসল, যারা ছিল কোন 
পুরনো রোগে আক্রান্ত কিংবা দুর্বলতা, অসহায়ত্ব ও ভেতরগত মনোকষ্টের 
শিকার । মনস্তাত্তিকগণ এর ব্যাখ্যায় বলেন, এমতাবস্থায় প্রতিরোধ ক্ষমতা ও 
এই অসহায়ত্রে প্রতিকারের সংকল্প জেগে উঠে আর মানুষ তখন এমন কাজ 
করে ফেলে, যা সাধারণ অবস্থায় সম্ভব হয় না। ভারতবর্ষের এ যুগের শিক্ষা ও 


Wwww.iscalibrary.com 


হযরত শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্দিসে দেহলভী (র)-এর জীবন ও কর্ম ৪৭ 


আধ্যাত্মিকতা এবং এই বিপর্যস্ত যুগে এমন জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গের বহিঃপ্রকাশ 
একটি রুগ্ন ও পতনোনুখ সমাজের অভ্যন্তরীণ প্রতিরোধ শক্তির স্বাক্ষর এবং 
ইসলামের মানুষ গড়ার যোগ্যতার প্রমাণ। জ্ঞানের গভীরতা, বুদ্ধিমত্তা, 
অধ্যাপনা শক্তি ও চমৎকার লিখনীর দিক থেকে আমরা সে যুগে মাওলানা 
আহমদ ইবনে আবু সাঈদ ওরফে মোল্লা জুযুন আমীঠবী (১০৪৭ হি.-১১৩৫ 
হি.) নূরুল আনওয়ার ও তাফসীরে আহমদী রচয়িতা মোল্লা হামিদুল্লাহ 
সিন্ধীলবী (মৃত্যু ১১৬০ হি.), শরহে সুল্লাম রচয়িতা ওরফে হামিদুল্লাহ, সুল্লাম 
রচয়িতা মাওলানা মুহাম্মদ হাসান ওরফে মোল্লা হাসান (মৃত্যু ১৯৯৯ হি.), 
মাওলানা রুস্তম আলী কনুজী (মৃত্যু ১১৭৮ হি-), শায়খ সিফাতুল্লাহ খায়রাবাদী 
(মৃত্যু ১১৫৭ হি.), শায়খ আলী আসগর কনুজী (মৃত্যু ১১৪০ হি.) মাওলানা 
গোলাম আলী আযাদ বলগারামী (১১১০ হি.-১২০০ হি.), মাওলানা গোলাম 
নকশবন্দী লাখনৌবী (মৃত্যু ১১২৬ হি.) কারী মুহিব্দল্লাহ বিহারী (মৃত্যু ১১১৯ 
হি), সুল্লামূল উলূম ও মুসাল্লামুস সুবৃত রচয়িতা (যিনি প্রায় এক শতক পর্যন্ত 
ভারতবর্ষের আলেম-উলামা ও অধ্যাপকদেরকে এ দু'টি গ্রন্থের ব্যাখ্যা-বিশ্লেষণ 
ও টীকা-টিপ্ননীতে ব্যস্ত রেখেছেন এবং যার রচিত গ্রন্থাবলি মিসরীয় আলেম ও 
আযহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মনোযোগিতার কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে) 
কাযি মুবারক গোপামবী (মৃত্যু ১১৬২ হি.), শরহে সুল্লাম রচয়িতা ওরফে কাধি 
মাওলানা মুহাম্মদ আলা থানবী, কাশৃশাফে ইস্তিলাহাতে কুনূন (শাস্ত্রীয় 
পরিভাষাসমূহের বিশ্লেষণ) -এর রচয়িতা (যেটি সংশ্লিষ্ট বিষয়বস্তুর উপর 
উপমাহীন রচনা) এবং সর্বপ্রথম ও সর্বশেষ মোল্লা নিযামুদ্দীন লাখনৌবী (মৃত্যু 
১১৬১ হি.)।-যার নির্বাচিত শিক্ষাক্রম ও শিক্ষাব্যবস্থা ভারতবর্ষ থেকে বুখারা- 
সমরকন্দ পর্যন্ত চালু ছিল। যাকে 'নুবহাতুল খাওয়াতির' রচয়িতা ৪১-4১। ৬৪৮ 
8১৪৬৯] Ld 55৮81 Sd 595০] ৪895 Pll 405] , উপাধিতে 
ভূষিত করেন। তাদের মত নির্মোহ, বিচক্ষণ, দূরদর্শী, দেশের গৌরব ও 
সুগশ্রেষ্ঠ আলেম, অধ্যাপক, লেখক-গবেষক, যথার্থ শিক্ষাগত চেতনা, শিক্ষকতা 
ও দীক্ষাদানের ময়দানের ত্রাণকর্তা এই শতকেরই মনীবী ও মহাপুকষদের 
মধ্যে ছিলেন। 

সুলুক ও তরীকত তথা আধ্যাত্মিকতার ময়দানে লক্ষ্য করলে এই শতকে 
হযরত মির্যা জানে জানা (১১৯১-১১৯৫ হি.) সিলসিলায়ে নকশেবন্দিয়া 
স্বজাদেদিয়ার মত ব্যক্তিত্ব ছিলেন। যার সম্পর্কে স্বয়ং শাহওয়ালীউল্লাহ (র) 
সাক্ষ্য দিয়ে বলেন, “সব যুগে এ ধরনের মহান বুযুর্গ খুব একটা পাওয়া যায় 
না। আর এমন ফিৎনা-ফাসাদ ও বিপর্যয়ের যুগে পাবে কোথায়?” 


Wwww.iscalibrary.com 


কাদেরিয়া সিলসিলার প্রসিদ্ধ বুযুর্গ এবং দরসে নেযামীর প্রতিষ্ঠাতা মোল্লা 
নিযামুদ্দীন -এর মুর্শিদ হযরত সাইয়িদ আবদুর রাষ্যাক বীসবী (মৃত্যু ১১৩৬ 
হি.), সিলসিলায়ে চিশতিয়ায়ে নিযামিয়াহর মুজান্দিস শাহ কালীমুল্লাহ 
জাহানাবাদী (মৃত্যু ১১৪০ হি.) এবং এই সিলসিলারই প্রকাশক ও ইমাম শাহ 
ফখরুদ্দীন ওরফে শাহ ফখরে দিল্লী (মৃত্যু ১১৯৯ হি.), সিলসিলায়ে 
কাদেরিয়ার প্রসিদ্ধ শায়খ শাহ মুহাম্মদ গাউস কাদেরী লাহোরী (মৃত্যু ১১৫৪ 
হি.), নকশেবন্দিয়াহ সিলসিলার কামিল শায়খ মুহাম্মদ আবিদ সান্নামী (মৃত্যু 
১১৬০ হি.), খাজা মুহাম্মদ নাসির আন্দালিব খাজা মীর দরদ-এর পিতা 
(মৃত্যু ১১৭২ হি.), শাহ মনীবুল্লাহ বালাপুরী এবং হযরত শাহ নূর মুহাম্মদ 
বাদায়ূনী মৃত্যু ১১৩৫ হি.) এ যুগে নির্ভরযোগ্য ব্যক্তিত্ব ও ত্রাতা। মোটকথা, 
এ যুগ ছিল তিন সিলসিলা তথা কাদেরিয়া, চিশতিয়া ও. নকশেবন্দিয়ার 
প্রচার-প্রসারের যুগ। তিন সিলসিলারই বহু কামিল শায়খ বিদ্যমান ছিল সে 
সময় । হযরত শাহ আবদুল আযীয (র)-এর ভাষ্য হচ্ছে, 

“সম্রাট সুহাম্মদ শাহের শাসনামলে বিভিন্ন সিলসিলার পীর-মুর্শিদগণের 
সাথে সম্পর্ক রক্ষাকারী দিল্লীতে বাইশজন মহান বুযুর্গ বিদ্যমান ছিলেন। 
সাধারণতঃ এমন ঘটনা বিরল” 


চারিত্রিক ও সামাজিক অধঃপতন 

কিন্ত এসব বিখ্যাত সুযোগ্য ব্যক্তিত্ব এবং রূহানী চিকিৎসক, কামিল 
শায়খগণের উপস্থিতি সত্তেও ভারতবর্ষের মুসলিম সমাজ, বিশেষতঃ রাজত্বের 
আমীর শ্রেণীর প্রভাব, রাজনৈতিক পতন, সম্পদের প্রাচুর্য এবং ইরানী 
সভ্যতার প্রভাবে চারিত্রিক অধঃপতন চরম সীমায় পৌঁছে গিয়েছিল। এ 
কারণে সে শ্রেণী এ দায়িত্ব পালনে অক্ষম ছিল, প্রত্যেক যুগে রাজত্বের 
বিপ্লবের সময় আমীর শ্রেণী যা পালন করেছে। এ শ্রেণী থেকেই সেসব 
ব্যক্তিবর্গ আবির্ভূত হয়েছেন, যারা রাজনৈতিক ও ব্যবস্থাপনার ময়দানে সৃষ্ট 
ঘাটতি ও শৃন্যতাগুলো পূরণ করেছেন। সাইয়িদ হাশমী ফরিদাবাদী যথার্থই 
লিখেছেন, “ভারতবর্ষের ধন-সম্পদের প্রাচুর্য স্বয়ং এই আমীর শ্রেণীকে 
অত্যাধিক বিলাসপ্রিয় ও আরামপ্রিয় বানিয়ে দিয়েছিল। আমরা সেসব 
আমীরের সকল চেষ্টা ও যোগ্যতা সামান্য স্বার্থের জন্য ষড়যন্ত্র ও শক্রুতায় 
ক্ষয় হতে দেখতে পাই ৷ রাজত্বের বিপ্লব আর রাজত্ব লাভ তো দূরের 
ব্যাপার । কোন মুসলমান আমীরের স্ব স্ব স্থানে প্রকাশ্যে স্বাধিকারের ঘোষণা 
করারও সাহস হত না। আর এ যুগে একদিকে তো আইন-শৃঙ্খলার 
ভিতরগত ক্রুটি বেড়েই চলেছে। অপরদিকে শাসক শ্রেণীর লোকজন থেকে 
রাষ্ট্র পরিচালনা এবং সামাজিক কাজের যোগ্যতাই দিন দিন.হাস পাচ্ছে। 


Wwww.iscalibrary.com 


হযরত শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্দিসে দেহলভী (র)-এর জীবন ও কর্ম ৪৯ 


শাহ আবদুল আযীয রে) বলেন, “নবাব কামরুদ্দীন খানের ঘরে মহিলারা 
শেষরাতের গোসল করত গোলাপ পানি দ্বারা। অপর নবাবদের ঘরে 
প্রতিরাতে তিনশ রুপির ফুল ও পান খরচ হত মহিলাদের জন্য ৷’ 

মাওলানা গোলাম আলী আযাদ বলগারামী “মায়াছারুল কিরাম’ গ্রন্থে 
লিখেছেন, আওরঙ্গবাদের লোকজন সকলেই একবাক্যে বর্ণনা করেন, 
আমীরুল উমারা (হুসাইন আলী খান)-এর শাসনামলে শহরের অধিকাংশ 
মানুষ নিজের ঘরে খাবার রান্না করত না। আমীরুল উমারার সরকারী বাবুর্চি 
তার অংশ বিক্রি করে দিত। আয়েসি পোলাওয়ের এক খাঞ্চা কয়েক পয়সায় 
মানুষ পেয়ে যেত। 


এই সামাজিক ও- চারিত্রিক অবক্ষয় থেকে অধিক ভয়াবহ, আল্লাহর 
নুসরাত থেকে বঞ্চিত এবং প্রকৃত শক্তি থেকে রিক্তকারী ক্রুটি হল, আকীদা- 
বিশ্বাস্গত দুর্বলতা কুরআনে কারীমের ঘোষণা ০০1১১ ০১১ 4 ১1 
অধিকাংশ মানুষের এর বিপরীত জীবন, মুসলিম সমাজে বিদ'আতের 
জোয়ার, হিন্দু ও শী'আদের নানা রুসম-রেওয়াজ ও অভ্যাসের অনুকরণ 
চলছিল । সুস্পষ্ট ও প্রকাশ্য শিরকের এমন একাধিক রূপরেখা বিভিন্ন স্থান ও 
শ্রেণীমহলে পাওয়া যেত, যেগুলোর বুদ্ধিদীপ্ত বা জ্ঞানগত কোনও ব্যাখ্যা 
দেওয়া সম্ভব নয়! প্রকাশ্য কবরপূজা, মাশায়িখের জন্য সম্মানের সিজদা, 
বিভিন্ন মাজার ও তার আশপাশকে হারামাইনের মত সম্মান প্রদর্শন, কবরের 
উপর চাদর চড়ানো, মান্নত মানা, বুযুর্গদের নামের উপর কুরবানী করা, 
মাজার তাওয়াফ করা, সেখানে মেলার আসর বসানো, উৎসবের দিন ধার্য 
করা, নৃত্য-গীত করা আর সংক্ষি কথায় এগুলোকে কিবলা কা'বা এবং শেষ 
আশ্রয় ও ঠিকানা মনে করা ইত্যাদিসহ এমন কোনও ঘটনা ও দৃশ্য ছিল না, 
যা দেখার জন্য অনেক দূরে যাওয়া ও দীর্ঘ অপেক্ষার প্রয়োজন হত। শায়খ 
করা, রোগ-ব্যাধি দূর ক্রার লক্ষ্যে পাপাত্বা ও দেও-দানবের সন্তুষ্টি কামনা 
ও ভয়, বসন্ত রোগের প্রতি সম্মান প্রদর্শন, নেককার আউলিয়াদের জন্য 
মান্নত মানা ও কুরবানী করা, ওলী ও নেককার রমনীদের নামে রোযার নিয়ত 
করা এবং তাদের সাথে নিজের প্রয়োজন ও উদ্দেশ্য পূরণের বিষয়কে জুড়ে 
দেওয়া; এ ব্যাপারে বিশেষ দিন, বিশেষ খাবার (স্ত্রীর ছেহনাক, মাখদুম 
সাহেবের পথখরচ ইত্যাদি) এবং তাতে বিশেষ আদবের প্রতি যত্ববান থাকা । 


ফর্মা- ০৪ wwuw.iscalibrary.com 


এছাড়া এমনই আরও অনেক বিষয় রয়েছে, যার আওতায় নানা অলীক ধ্যান- 
ধারণা, ভ্রান্ত আকীদা-বিশ্বাস, জাহেলী যুগের কুসম-রেওয়াজ এবং নানা 
বাধ্য-বাধকতা ও আবশ্যকীয়তার এক দীর্ঘ তালিকা রয়েছে। আলী বখশ, 
হুসাইন বখশ, পীর বখশ, মাদার বখশ নামগুলো ব্যাপক প্রচলিত ছিল । 

এক বিশাল অঞ্চলে একতৃবাদের বিশ্বাস এ অর্থে সীমাবদ্ধ হয়ে পড়েছিল 
যে, নিঃসন্দেহে আল্লাহ তা“আলাই আকাশ-যমীন ও গোটা বিশ্বজগতের 
আসল সৃষ্টিকর্তা ও পালনকর্তা । তিনিই প্রকৃত উপাস্য। বড় বড় কাজ তিনিই 
আঞ্জাম দেন। কিন্তু তিনি জগতের বাদশাদের মত আপন রাজত্বের অনেক 
শাখা-প্রশাখা ও বিভাগীয় দায়িতৃভার তার গ্রহণযোগ্য বান্দাদেরকে অর্পণ 
করেছেন। যারা সেসবের মালিক ও স্বাধীন কর্তা। তারা তার ভাল-মন্দ 
দেখাশোনা করেন। এখন তাকে সন্তুষ্ট করা এবং তার সাথে সম্পর্ক কায়েম 
করা ব্যতিত এক্ষেত্রে কোনও সফলতা আসতে পারে না। আর শিরক মানে 
কেবল আল্লাহ ছাড়া অপর কোনও সম্তাকে এই দুনিয়ার সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা 
ও প্রকৃত মালিক মনে করা । তাদেরকে সরাসরি ইবাদত ও সিজদার (মাধ্যম 
ও শীফা'আতকারী হিসেবে নয়) উপযুক্ত মনে করা । 

মোটকথা, বার শতকের ভারতবর্ষ রাজনৈতিক, আইন-শৃঙ্খলা, চারিত্রিক 
ও আকীদাগত দিক থেকে চরম অধঃপতন ও বিপর্যয়ের এমন শুরে নেমে 
গিয়েছিল, যা ছিল ইসলামী রাষ্ট্রগুলোর পতন এবং মুসলিম সমাজের 
অধঃপতনের ভয়াবহ ও বিভৎস চিত্র । মাওলানা সাইয়িদ সুলাইমান নদভী 
(র). এই সামঘিক অবস্থাচিত্র তার এক প্রবন্ধে অত্যন্ত সারগর্ভ ও উচ্চাঙ্গের 
ভাষায় তুলে ধরে লিখেন, 

“মোঘল সাম্রাজ্যের সূর্য ছিল অন্তাগত। মুসলমানদের মধ্যে রুসম- 
রেওয়াজ ও বিদ'আতের জোয়ার বইছিল। ভগ্ু-প্রতারক ফকীর-দরবেশ ও 
মাশায়িখগণ তাদের বুযুর্ণদের খানকাগুলোতে আসন পেতেছিল। প্রদীপ 
জ্বালিয়ে বসেছিল নিজ নিজ পীরদের মাজারে । মাদরাসাগুলোর কোণায় 
কোণায় যুক্তিবিদ্যা ও দর্শনের হাঙ্গামায় হুলস্থূল কাণ্ড ঘটত। ফিকাহ ও 
ফাতওয়ার বাহ্যিক অর্চনা প্রত্যেক মুফতীরই অভীষ্ট ছিল। ফিকহী মাসায়েল 
গবেষণা ও মাযহাবের তত্তানুসন্ধান সবচেয়ে ছিল বড় অপরাধ ।-আওয়াম তো 
আওয়ামই, বিশিষ্ট লোকজন পর্যন্ত কুরআনে কারীমের অর্থ-মর্ম এবং 
হাদীসের বিধি-বিধান ও ইংগিতসমূহ এবং ফিকহের সক্ষমতা, ও উপকারিতা 
সম্পর্কে ছিল বেখবর 1" 


Wwww.iscalibrary.com 


তৃতীয় অধ্যায় 
শাহ সাহেব (র)-এর পূর্বপুরুষ ও সম্মানিত পিতা 


শাহ সাহেব (র)-এর পূর্বপুরুষ 

শাহ সাহেব (র)-এর পূর্বপুরুষগণের যুগ (যারা শায়খ শামসুদ্দীন মুফতীর 
যুগ থেকে রুহিতক শহরে অবস্থানরত) ভারতবর্ষের শিক্ষা ও লিখনী-সাহিত্যে 
ইতিহাসের সেই যুগ, যখন এখানে স্মারক রচনা, জীবনী লেখা ও ভাষান্তরের 
যুগ ব্যাপকভাবে শুরু হয়নি। অধিকাংশই ছিল বিখ্যাত মাশায়িখে তরীকতের 
ব্যক্তিগত স্মারক। তন্মধ্যে মাহবুবে এলাহী সুলতানুল মাশায়িখ খাজা নিযামুদ্দীন 
আউলিয়ার স্মারক আমীর খোর্দ রচিত 'সিয়ারে আউলিয়া’ বিশেষ মর্যাদাপূর্ণ । 
নতুবা ছিল সমসাময়িক সালেহীন ও মাশায়িখে কিরামের মিশ্রিত সংকলন। 
তন্মধ্যে দুটি গ্রন্থ বিশেষভাবে উল্লেখযোগ্য । একটি শাহ মুহাম্মদ ইবনে হাসান 
গাউসী মান্দবীর 'গোলজারে আবরার’, যাতে বেশিরভাগ আলোচনা রয়েছে 
তরমা্ড ও মালোহ এলাকার সালেহীন ও মাশায়িখদের। দ্বিতীয়তঃ হযরত 
শায়খ আবদুল হক মুহাদ্দিসে দেহলভী (র)-এর “আখবারুল আখইয়ার' । এমন 
সুযোগ্য ও প্রসিদ্ধ ব্যক্তিবর্গের স্মারক গ্রন্থের অভাব ছিল, যাতে থাকবে বিভিন্ন 
বংশের বিশিষ্ট ব্যক্তিবর্গ কিংবা কোনও অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিত্বের পরিচিতি ও 
আলোচনা (যারা কোন সিলসিলার প্রতিষ্ঠাতা বা তার গুরুত্বপূর্ণ কোনও ব্যক্তি 
ছিলেন না)। এসব স্মীরকেও অলৌকিকভাবে কেন্দ্রীয় বা আঞ্চলিক রাজধানী ও 
তার আশপাশ এবং ভারতবর্ষের কেন্দ্রীয় ও এঁতিহাসিক শহরগুলোর প্রসিদ্ধ 
ব্যক্তিত্বের আলোচনা বেশি রয়েছে। যাদের অবস্থাবলি ও যোগ্যতা সম্পর্কে 
জানা সহজলভ্য ছিল। শাহ সাহেবের বংশ শায়খ শামসুদ্দীন মুফতীর সময় 
থেকে বুযুর্গ দাদা শায়খ ওয়াজীহুদ্দীন পর্যন্ত রুহিতক বসবাস করেন। যার এই 
কেন্দ্রীয়তা ও গুরুত্ব ছিল না। এজন্য সেস্ব স্মারক ও জীবনীথন্থে তাদের 
অবস্থা ও ঘটনাবলি ব্যাপক আকারে পাওয়া যায় না। 

এ অধ্যায় সম্পূর্ণ তৃষ্ণার্ত এবং শাহ সাহেব (র)-এর জীবনী লেখক কিংবা 
তার বংশের ইতিহাস রচয়িতাদের কঠিন সমস্যায় পড়তে হত, যদি স্বয়ং শাহ 
সাহেব তার পূর্বপুরুষণণের জীবন সম্পর্কে ইমদাদ ফী মা'আছারিল আজদাদ 
নামে একটি সংক্ষিপ্ত পুস্তিকা রচনা না করতেন। তাতেও প্রবীণ পূর্বপুরুষদের 
আলোচনা ও জীবনী অত্যন্ত সংক্ষিপ্ততার সাথে এবং পিতামহ শায়খ 

Wwww.iscalibrary.com 


ওয়াজীহুনীনের (সময়ের নিকটবর্তিতা ও মাধ্যম স্বল্পতার দরুণ) আলোচনা 
অপেক্ষাকৃত ব্যাখ্যা করেছেন। সেসব ইশারা-ইর্থগিতকে সামনে রেখে “হায়াতে 
ওয়ালী’ -এর লেখক মাওলানা হাফিজ মুহাম্মদ রহীম বখশ দেহলভী স্বকীয় 
রচনাশৈলীতে তার দক্ষ হাতে অনেক বিস্তারিত আলোচনা করেছেন। যা গ্রন্থটির 
১১৩ পৃষ্ঠাব্যাপী বর্ণিত হয়েছে। তিনি শাহ সাহেবের এই মৌলিক জীবনালেখ্য 
(যা সবচেয়ে নির্ভরযোগ্য ও আস্থাপূর্ণ উৎস) অন্যান্য সমকালীন ইতিহাস ও 
বইপুস্তক থেকে যেসব বিষয়বন্ত বৃদ্ধি করেছেন, সেখানে পৃষ্ঠাগুলো ছিল ভিন্ন; 
কিতাব এবং রচয়িতার নামও কোথাও ছিল না। এজন্য আমরা কেবল 
“মা'আছারুল আজদাদ' এর উপরই নির্ভর করব। 


বংশ পরিক্রমা 

শাহ. সাহেব ছিলেন ফারুকী বংশের । উক্ত পুস্তিকার শুরুতে তিনি তার 
বংশ পরিক্রমাকে হযরত উমর (রো) পর্যন্ত লিখেছেন। শামসুদ্দীন মুফতী এই 
বংশের মধ্যে সর্বপ্রথম রুহিতক এসে বসতি স্থাপন করেন। তার এক ভাই 
ছিল সালার (সৈনিক) হিসামুদ্দীন। তার সন্তানদের মধ্যে শাহ আরযানী 
বাদায়ুনী_ নামে একজন বুযুর্গ ছিলেন। তার বংশতালিকা থেকেও এর সত্যতা 
পাওয়া যায়। এখানে সেই বংশপরিক্রমা হুবহু লিখা হচ্ছে- 

শাহ ওয়ালীউল্লাহ ইবনে শায়খ আবদুর রহীম ইবনে শহীদ ওয়াজীহুদ্দীন 
ইবনে মু'আযযম ইবনে মানসুর ইবনে আহমদ ইবনে মাহমুদ ইবনে 
কিওয়ামুদ্দীন ওরফে কাযী কাষিন ইবনে কাযী কাসেম ইবনে কাষী কবীর 
ওরফে কাধী বুদ্দাহ ইবনে আবদুল মালিক ইবনে কুতুবুদ্দীন ইবনে কামালুদ্দীন 
ইবনে শামসুদ্দীন মুফতী ইবনে শের মালিক ইবনে মুহাম্মাদ আতা মালিক 
ইবনে ফারুক ইবনে জারজীস ইবনে আহমদ ইবনে মুহাম্মদ শাহরিয়ার ইবনে 
উসমান ইবনে মাহান ইবনে হুমায়ুন ইবনে কুরাইশ ইবনে সুলাইমান ইবনে 
আফফান ইবনে আবদুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে উমর 
ইবনুল খাত্তাব (রা)। 

এই বংশ তালিকায় কারও নামের সাথে ‘মালিক’ উপাধি এসেছে। শাহ 
সাহেব লিখেন, প্রাচীন যুগে এটি সম্মানসূচক উপাধি ছিল। যেমন আমাদের 
যুগে ‘খান’ । 
এ বংশের ভারতবর্ষ আগমন 

শাহ সাহেবের বর্ণনা মতে তার বংশের প্রথম যে বুযুর্গ ব্যক্তি রুহিতক 
এসে বসতি স্থান করেছেন, (আর সম্ভবতঃ তিনিই ভারতবর্ষে প্রথম আগমন 

Wwww.iscalibrary.com 


হযরত শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্দিসে দেহলভী (র)-এর জীবন ও কর্ম ৫৩ 


করেছেন) তিনি শামসুদ্দীন মুফতী । এসব মাধ্যম ও অধস্তন পুরুষের সংখ্যা 
এবং তাদের জন্মগত ও আনুমানিক বয়সের হিসাব থেকে বুঝা যায়, শায়খ 
শামসুদ্দীন মুফতী সপ্তম হিজরী শতকের শেষে অষ্টম শতকের প্রথমভাগে 
ভারতবর্ষে আগমন করে, যখন তাতারীদের আক্রমণে মুসলিম বিশ্বের 
পূর্বাঞ্চল তছনছ, বংশ-পরিবারগুলোর ইজ্জত-সম্মান ভূলুষ্ঠিত, তাদের 
শিক্ষাগত অর্জন লুটপাট এবং ইরান ও তুর্কিস্থানের বিখ্যাত শহর লুটতরাজ ও 
দেউলিয়া হচ্ছিল। 

তারীখে ফিরোজ শাহী এবং অন্যান্য ইতিহাস. থেকে জানা যায়, এ যুগেই 
ইরাক-ইরান ও তুর্কিস্থানের অভিজাত-সস্ত্রান্ত পরিবার এবং জ্ঞানী-গুণী 
সম্প্রদায়গুলো ব্যাপক হারে ভারতবর্ষে আগমন করে। যেখানে ছিল তুর্কি 
বংশোদ্ভুত মুসলিম সম্প্রদায়ের শাসন। যারা হিংস্র তাতারীদেরকে 'তুর্কির 
সাথে তুর্কি জবাব’ দিয়ে ভারতবর্ষের সীমান্ত থেকে পিছপা হতে বাধ্য করেন। 
তারা এই দেশকে না শুধু তাদের লুটতরাজ থেকে রক্ষা করেছেন বরং নিজের 
ধর্ম পরিপালন ও জ্ঞানের পৃষ্ঠপোষকতার জন্য দারুল উলূম ও একটি 
বিশ্বমানের প্রশস্ত মাদরাসা প্রতিষ্ঠা করেছিলেন। সেখানে আরো ছিল স্থানে 
স্থানে শিক্ষানিকেতন, আল্লাহর স্মরণ ও আত্মশুদ্ধির কেন্দ্র এবং কলম সৈনিক 
ও গবেষকদের জন্য স্বস্তি ও প্রশান্তির সাথে কাজ করার পর্যাপ্ত সুযোগ । 


রুহিতক অবস্থান 

ধারণা করা হয় এবং শাহ সাহেবের বর্ণনা দ্বারাও এটা প্রকাশ পায় যে, 
রুহিতক সে সময়কার নতুন ইসলামী রাজত্বের গুরুত্বপূর্ণ একটি শহর এবং 
পশ্চিমা দেশ থেকে দিল্লী আগমনকারী ইসলামী সেনাবাহিনী, মুজাহিদ, 
ইসলামের দাঈগণ, মাশায়িখ ও উলামায়ে কিরামের দিল্লীর পথে গুরুত্বপূর্ণ 
একটি মনযিল ও বিশ্রামস্থল ছিল। 

শাহ সাহেব (র) বলেন, কুরাইশ বংশোদ্ভূত যে ব্যক্তিত্‌ ও মহান বুযুর্গ 
প্রথম এই শহরে আগমন করেন এবং যার কারণে ইসলামী নিদর্শনের বিজয় 
আর কুফর ও বর্বরতার পতন হয়, তিনি ছিলেন শায়খ শামসুদ্দীন মুফতী । 
শাহ সাহেব তার কিছু কারামতের কথাও বর্ণনা করেছেন, যা তীর বুযুগী ও 
সে যুগের অবস্থা-প্রেক্ষিতে বিস্ময়ের কিছু ছিল না। সে যুগে যেসব জ্ঞানী-গুণী 

ও ব্যক্তিত্বান মুসলমান এ শহরে বসবাস করতেন, তাদের কাধে বিচার ও 
হিসাবরক্ষণের পদ এবং শহরের আইন-শৃঙ্খলার দায়িত্ব ন্যস্ত করা হত। কিন্তু 
সে যুগে তাদেরকে বিচারক এবং হিসাবরক্ষক বলে ডাকা হত না। 


Wwww.iscalibrary.com 


শায়খ শামসুদ্দীন থেকে শায়খ ওয়াজীহুদ্দীন 

শায়খ শামসুদ্দীন মুফতীর ইন্তিকালের পর তার সন্তানদের মধ্যে সবচেয়ে 
বুযুর্গ ব্যক্তি ছিলেন কামালুদ্দীন মুফতী । তারপরে তার পুত্র কুতুবুদ্দীন, তার 
পরে তদীয় পুত্র আবদুল মালিক সেসব মর্যাদার আসনে সমাসীন হন এবং 
সেসব দায়িতৃভার পূর্ণ করে যান। এসব হযরতের পরে এ বংশেই বিচারক 
নিয়োগ হতে থাকে। শায়খ আবদুল মালিকের পুত্র কাধী বুদ্দাহ স্বীয় বংশের 
এই ধারাবাহিকতা ও পদমর্যাদা বজায় রাখেন। তার দুই সন্তান থেকে তার 
বংশধারা চালু থাকে। এ বংশের বিবাহ হয় রুহিতকের সিদ্দীক এবং 
সোনাপতের সাইয়িদ বংশে । শাহ ওয়ালীউল্লাহ সাহেব (র) -এর পঞ্চম 
পূর্বপুরুষ এবং বিচারকের পদে থেকে রাজত্বের মসনদ রক্ষাকারী শায়খ 
মাহমূদের বিয়ে হয় সোনাপতের সাইয়িদ বংশে । যার ঘরে জন্ম নেয় এক 
পুত্র শায়খ আহমদ। তিনি শৈশবকালেই রুহিতক ত্যাগ করেন এবং শায়খ 
আবদুল গণী ইবনে শায়খ আবদুল হাকীমের সঙ্গে সোনাপতে বসবাস করতে 
থাকেন। শায়খ আবদুল গণী (র) তার সঙ্গে নিজ কন্যাকে বিয়ে দিয়ে দেন 
এবং দীর্ঘদিন পর্যন্ত তাদের লালন-পালন করেন। এরপর তিনি রুহিতক 
প্রত্যাবর্তন করেন। ঘর তৈরী করেন দুর্গের বাইরে। সমবেত করেন 
শুভাকাজসী প্রিয়জনদের । তার পুত্র শায়খ মানসুর ছিলেন বীরত্বের মর্যাদা ও 
শাসকের গুণের অধিকারী । তার প্রথম বিয়ে হয় শায়খ আবদুল্লাহ ইবনে 
শায়খ আবদুল গণী (র)-এর কন্যার সাথে। তার পুত্র শায়খ মুআযযম 
ছিলেন বিখ্যাত, প্রভাবশালী ও সম্মানিত বুযুর্গ। বীরত্বের মহান রত্বের 
অধিকারী । তার থেকে অনেক বিস্ময়কর ঘটনা প্রকাশ পেয়েছে। 

শাহ সাহেব (র) স্বীয় পিতা শাহ আবদুর রহীম (র)-এর ভাষ্য বর্ণনা করে 
লিখেন, জনৈক রাজার সঙ্গে শায়খ মানসুরের যুদ্ধ হয়। সৈন্যবাহিনীর ডান 
অংশ শায়খ মুঁআযযমের নেতৃত্বে অর্পণ করা হয়। সে সময় তার বয়স ছিল 
বার বছর। কঠিন যুদ্ধ হয়। উভয়পক্ষের অনেক লোক মৃত্যুবরণ করে। 
ইত্যবসরে শায়খ মু'আযযমের কাছে এসে কেউ একজন বলেন, তার পিতা 
শায়খ মানসুরপুরী শাহাদাতের অমীয় সুধা পান করেছেন এবং ইসলামী 
সৈন্যবাহিনী পরাজিত হয়েছে। এ কথা শুনে তার ইসলামী মূল্যবোধ এবং 
ফারুকী চেতনায় নাড়া দিয়ে ওঠে। তিনি নিভীকভাবে শক্রসেনাদের ভিতরে 
ঢুকে পড়েন। কাতারের পর কাতার তছনছ করে অত্যন্ত কষ্টের পরে রাজার 
হাতি পর্যন্ত পৌঁছে যান। একজন শক্তিধর শত্রু সেনাপতি সম্মুখে এগিয়ে 
আসে ।.তিনি তরবারীর এক আঘাতে তাকে দ্বিখণ্ডিত করে ফেলেন! তার 


Wwww.iscalibrary.com 


হযরত শাহ ওয়ালী উল্লাহ মুহান্দিসে দেহলভী (র)-এর জীবন ও কর্ম ৫৫ 


সঙ্গীরা শায়খ মু'আযঘমকে তার ঘোড়া থেকে নিচে নামিয়ে ফেলে। লোকজন 
ঘিরে ফেলে তাকে! রাজা সবাইকে ধমকান এবং নিৃত করেন। বলেন, এমন 
একজন তরুণ এত বড় বীরত্ব ও সাহসিকতা দেখালো, এতো যুগের 
মহাবিস্ময়! রাজা তার দু'হাত টেনে চুমু খান এবং অত্যন্ত সম্মানের সাথে ছেড়ে 
দেন। জানতে চান, এত রাগ কেন? তিনি জবাব দিলেন, আমি জানতে 
পেরেছি আমার মুহতারাম পিতা শহীদ হয়ে গেছেন। আমি মনস্থ করেছি, 
আক্রমণ করব এবং শত্রুপক্ষের সেনাপতিকে বধ না করা পর্যন্ত নিঃশ্বাস ফেলব 
না! আমি শপথ করেছিলাম, হয়ত হত্যা করব, না হয় শাহাদাত বরণ করব। 
রাজা বললেন, যে তোমাকে এই সংবাদ দিয়েছে, সে মিথ্যা বলেছে। তোমার 
পিতা জীবিত আছেন। এ তো তার ঝাণ্ডা দেখা যাচ্ছে। তখন রাজা কাউকে 
শায়খ মানসুরের কাছে বলে পাঠাল, আমরা এই ছেলের খাতিরে সন্ধি করব। 
সুতরাং যা কিছু প্রস্তাব করা হয়, সবই তারা মেনে নেয় এবং ফিরে যায়। 
শাহ সাহেব (র) তার মুহতারাম পিতার উদ্ধৃত শেকওয়াপুর (যেখানে 
শায়খ মু'আযবম (র) -এর আত্মীয়তা ছিল)-এর একটি জীবন্ত ঘটনাও বর্ণনা 
করেছেন। একবার ব্রিশজন ডাকাত এ গ্রামের বকরীর পাল লুট করে নিয়ে 
যায়। তখন সেখানে শায়খ মু'আযযম একা ছিলেন। তার আত্মীয়-স্বজন ও 
সন্তানদের কেউ সেখানে ছিল না। তিনি যখন এ ঘটনা জানতে পারেন, তখন 
সামনে বিছানো ছিল দস্তরখানা। খাবারও দেওয়া হয়েছিল। তিনি কোনও 
প্রকার তাড়াহুড়ো ও অস্থিরতা প্রকাশ করেননি। পুরোপুরি স্বস্তির সাথে 
ঘথারীতি খাবার খেয়ে শেষ করে হাত ধুয়ে নেন। এরপর বলেন, আমার 
হাতিয়ার ও ঘোড়া নিয়ে এসো! যখন অশ্বারোহণ করেন, তখন 
জামিনদারদের কেউ কেউ অস্ত্রসজ্জিত হয়ে সঙ্গে যেতে চাইলেন। তিনি 
সকলকে বাঁধা দিয়ে বলেন, আমি এত দ্রুততার সাথে যাব, তোমার আমার 
ঘোড়ার আশপাশেও যেতে পারবে না। অবশ্য এই ঘটনার বর্ণনাকারী, যিনি 
দৌড়ানোয় ঘোড়ার সমতুল্য ছিলেন, তাকে সঙ্গে নিয়ে যান। যেন তিনি 
ঘটনার বিবরণ দিতে পারেন। এরপর দ্রুত ঘোড়া হাঁকিয়ে সেসব ডাকাতকে 
ঘেরাও করেন, তারা কয়েক মনধিল অতিক্রম করে গিয়েছিল। তাদের 
উত্তেজিত করে রণক্ষেত্রে অবতীর্ণ করেন এবং তীর নিক্ষেপ শুরু করেন ৷ তার 
নিক্ষেপণ শক্তি ও তীর নিক্ষেপণ দেখে এ ডাকাতদলের উপর আতঙ্ক ছড়িয়ে 
পড়ে। ডাকাতদল আবেদন করে, আমরা তাওবা করছি । আমাদেরকে ক্ষমা 
করে দিন। শায়খ বলেন, তোমাদের তাওবা হচ্ছে, তোমরা তোমাদের অস্ত্র 
ত্যাগ কর। প্রত্যেকেই একে অন্যের হাত ধর! এভাবেই বকরী পাল, অস্ত্রশস্ত্র 
ও হাতকড়া পরিহিত অবস্থায় ডাকাতদেরকে এ গ্রাম পর্যন্ত নিয়ে আসেন। 
Wwww.iscalibrary.com 


তাদের ধর্মানুসারে তাদের থেকে শপথ নেন- এ থ্রামের প্রতি কখনও 
দৃষ্টিপাত করবে না। তারা এ শর্ত পুরোপুরি রক্ষা করে। 

শায়খ মু'আযযমের ঘরে সাইয়িদ নূরুল জাব্বার সোনাপতির কন্যা থেকে 
তিন পুত্র জন্ম নেয়। শায়খ জামাল, শায়খ ফিরুজ ও শায়খ ওয়াজীহুদ্দীন, 
যিনি শাহ সাহেবের প্রকৃত দাদা ছিলেন। 


শাহ সাহেবের দাদা শায়খ ওয়াজীহুদ্দীন শহীদ 

শাহ সাহেব তার আপন দাদা শায়খ ওয়াজীহুদ্দীন শহীদ (র)-এর অবস্থা 
কিছুটা বিশদভাবে লিখেছেন। তিনি বলেন, তার মধ্যে তাকওয়া ও বীরত উভয় 
গুণই বিদ্যমান ছিল। মুহতারাম পিতা (শাহ আবদুর রহীম) বলেছেন, আমার 
পিতা (শায়খ ওয়াজীহুদ্দীন) রাতদিনে কুরআনে কারীমের দুই পারা পড়ার 
ওষীফা নির্ধারণ করে নিয়েছিলেন। সফরে-বাড়িতে (ঘরে-বাইরে) এবং 
চৈতন্য-ক্লান্তি সর্বাবস্থায় তা পূর্ণ করতেন; কখনই পরিত্যাগ করতেন না। যখন 
বয়স বেড়ে যায় এবং দৃষ্টিশক্তি দুর্বল হয়ে যায়, তখন বড় ছাপার একটি 
কুরআনে কারীম সঙ্গে রাখতেন। সফরেও সেটি নিজের কাছ থেকে পৃথক 
করতেন না। তিনি আরও বলেন, তিনি কখনও নিজের ঘোড়াকে অন্যের খেত- 
খামারে প্রবেশ করতে দিতেন না। চাই সকল সৈন্য ফসলের ক্ষেতে ঘোড়া 
দৌড়াক। অনেক সময় এ কারণে সচরাচর রাস্তা ছেড়ে কষ্ট করে চলতেন। 

তিনি আরও বলেন, কোনও যুদ্ধে যদি রসদপত্র কম হয়ে যেত এবং 
পানাহার সামগ্রীর ব্যবস্থা না হত, তাহলে সঙ্গীরা গ্রামের বকরী পাল জোর 
করে ধরে তার দ্বারা নিজের খাবারের ব্যবস্থা করত। কিন্তু তিনি এ কাজ 
থেকে বেঁচে থাকতেন। যখন দু'তিন দিন অনাহারে কেটে যেত এবং 
আহার্ষের প্রার্থনা করা হত, তখন প্রকৃত রাযযাক রিষিকের ব্যবস্থা করে 
দিতেন। অনেক সময় তিনি চিন্তামগ্ন থাকতেন। মাটিতে বেত্রাঘাত করতেন। 
সেখান থেকে কিছু খাবার বেরিয়ে আসত তিনি তা ধুয়ে মুছে পবিত্র করে 
ভিজিয়ে আহার করতেন। শাহ আব্দুর রহীম বলতেন, আমার পিতা তার 
সহকর্মী এবং ভূষিবিক্রেতার সাথেও এমন নযর-জদ্র ও ন্যায়নিষ্ঠ আচরণ 
করতেন, বড় বড় মুত্তাকীদের মধ্যেও এরূপ কম দেখা গেছে। তিনি আরও 
বলতেন, এক সফরে তিনি কতিপয় আছারে বেলায়েত তথা অলীত্ের নিদর্শন 
প্রদর্শন করেছেন, বায়"'আত করেছেন এবং ওয়ালীসুলভ ব্যস্ততায় নিমগ্ন 
ছিলেন। কম কথা বলা ও কম ঘুমানোকে (যা বিশিষ্ট সুফীদের নিদর্শন) 
নিজের আদর্শ বানিয়ে নেন এবং তা এমনভাবে মেনে চলেন, যা তৎকালীন 
সুফীদের মাঝেও কম পাওয়া যায়। 


Wwww.iscalibrary.com 


হ্যরত শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্দিসে দেহলভী (র)-এর জীবন ও কর্ম ৫৭ 


শাহ সাহেব বলেন, আব্বাজান তার বীরত্বের কথা প্রায়ই বলতেন। এ 
স্থানে শাহ সাহেব তার আব্বাজানের উদ্ধৃতি দিয়ে তার উজ্জ্বল বীরত্ব ও 
নিভীকতার একাধিক ঘটনা লিখেছেন। অনেক সময় তিনি একাই পুরো 
শক্রদলের মোকাবেলা করেছেন। তিনি রাষ্ট্রীয় সৈনিক হিসেবে মালুহ পর্যন্ত 
চলে যেতেন। তিনি সমকালের ভালো ভালো অশ্বারোহী ও রক্তখেকোদের 
মোকাবেলা করেছেন। অনেক সময় নিজের সঙ্গীসাথী ও অফিসারদের, যারা 
শক্রকবলিত হয়ে পড়ত, তাদেরকে সম্মুখ বিপদ বা সাক্ষাৎ মৃত্যু থেকে 
বাচিয়েছেন। একবার তিনি তিন যুদ্ধবাজ বেপরোয়া জঙ্গীকে পদদলিত করেন। 
তিনি সমর কৌশল ও নেতৃত্ব প্রদানের দায়িতে স্বকীয়তার অধিকারী ছিলেন। 

সমরসঙ্গী হিসেবে তিনি বাদশাহ আলমগীরের সহচর ছিলেন। যখন শাহ 
সুজা বাংলা আগমন করেন, তখন তিনি আলমগীরের সৈন্য ছিলেন। তিনি 
তখন বিরাট কৃতিত্বের স্বাক্ষর রাখেন। অনুগ্রহকারীর সাথে পুরোপুরি কৃতজ্ঞ 
ও দৃঢ়তার প্রমাণ দেন। তার বীরত্বে উক্ত যুদ্ধে আলমগীরের বিজয় হয়। 
বাদশা এই জয়লাভের পর তার পদোন্নতি. দানের মনস্থ করেন। তিনি 
অমুখাপেক্ষিতার দৃষ্টিতে তা গ্রহণ করেননি। মাঝে মধ্যে তিনি তার খাস 
শুভাকাজ্জী, বন্ধু ও প্রিয়জনদের সঙ্গে নিঃস্বার্থ বন্ধুত্ব ও হদ্যতার দাবী পূরণ 
করতেন। স্বয়ং দুঃখ-যাতনা নিয়ে তাদের সাহায্য করতেন। শাহ আবদুর 
রহীম সাহেব, (র) তার আত্মিক শক্তি, উচ্চ সাহস, কষ্ট সহিষ্ণুতা ও ত্যাগ- 
তিতিক্ষার বহু ঘটনা বর্ণনা করেছেন। সেই সাথে তার মহানুভবতা, উদারতা, 
মনজয় এবং দুঃস্থ-অসহায়দের পৃষ্ঠপোষকতার ঘটনাও লিখেছেন। 

শায়খ ওয়াজীহুদ্দীনের বিয়ে হয় শায়খ রফীউদ্দীন মুহাম্মদের বোন নেক 
আখতারের সঙ্গে । শায়খ রফীউদ্দীন ছিলেন কুতুবুল আলমের সন্তান । তিনি 
হলেন শায়খ আবদুল আযীয শোকরবারের সম্ভান। (যিনি ছিলেন প্রবীণ 
মাশায়িখে চিশতিয়ার একজন । শায়খ কাযী খান যাফর আবাদী ও শায়খ 
তাজ মাহমুদ জৈনপুরী থেকে চিশতিয়া তরীকার অনুমতিপ্রাপ্ত। বিনয়-নআ্রতার 
আদর্শ প্রতীক। উচ্চ গুণাবলি ও উন্নত চরিত্রের অধিকারী । ওহদাতুল 
উজুদের রহস্যবৃত্তা। চিঠিপত্রে নিজের নামের সঙ্গে 'যাররায়ে নাচীজ' বা তুচ্ছ 
অনু লিখতেন।) তার গুঁরষে তিন পুত্রের জন্ম হয়। শায়খ আবুর রযা 
মুহাম্মদ, শায়খ আবদুর রহীম এবং শায়খ আবদুল হাকীম । 

শায়খ আবদুর রহীম সাহেব বলেন, আমার আব্বাজান (শায়খ 
ওয়াজীহুদ্দীন) এক রাতে তাহাজ্জুদ নামায পড়ছিলেন। এক সিজদায় এত 
দীর্ঘসময় কপাল মাটিতে লুটিয়ে রাখেন যে, মনে হল হয়ত তার প্রাণবায়ু 
বেরিয়ে গেছে। এরপর যখন তিনি মাথা উঠালেন, তখন তার কাছে এত 


Wwww.iscalibrary.com 


দীর্ঘসময় নিশ্ছুপ সিজদাবনত হয়ে পড়ে থাকার ব্যাপারে আমি জিজ্ঞাসা 
করলাম ৷ বললেন, গাইবৃবাত (অদৃশ্যতা)-এর অবস্থা সৃষ্টি হয়ে গিয়েছিল। 
তাতে শহীদের মর্যাদা ও প্রতিদানের অবস্থা জেনেছি। আমি মহান আল্লাহর 
কাছে শাহাদাতের আকাঙ্ফা করেছি। এ ব্যাপারে এত অনুনয়-বিনয়ের সাথে 
প্রার্থনা করেছি যে, তা কবুল হওয়ার সুস্পষ্ট আভাস পেয়েছি। দক্ষিণ দিক 
থেকে ইরশাদ হয়েছে, সেটিই হবে শাহাদাতের স্থান। 

মুহতারাম আব্বাজান বলেন, এই ঘটনার পর যদিও তিনি সৈনিকের 
চাকুরী ছেড়ে দিয়েছিলেন এবং এই পেশার সাথে মানসিক বিতৃষ্ণা সৃষ্টি হয়ে 
গিয়েছিল, তথাপি তিনি নতুন করে সফরের আয়োজন করেন।.তিনি ঘোড়া 
ক্রয় করেন এবং দক্ষিণের পথে যাত্রা করেন। তার ধারণা ছিল, এ ঘটনা 
সেওয়ারায় সংঘটিত হবে, যা তৎকালীন ইসলামী রাজত্বের সীমানার বাইরে 
ছিল। সেখানকার শাসক মুসলমানদের বিচারকের সাথে নেহায়েতই 
দুর্ব্যবহার করে। কিন্তু বোরহানপুর পৌঁছে বুঝতে পারলেন, শাহাদাতের স্থান 
পিছনে ফেলে এসেছেন। সেখান থেকেই ফিরে আসতে চাইলেন । পথিমধ্যে 
কিছু বণিক সহযাত্রী হয়, তাদেরকে দেখে নেককার আল্লাহভীরু মনে হচ্ছিল। 
ক্ষুদ্র শহর হিণ্ডিয়া থেকে ভারতে ফিরে আসতে চাচ্ছিলেন তিনি। একদিন 
বর্ষিয়ান এক ব্যক্তিকে আছড়ে পড়ে পালিয়ে যেতে দেখলেন । তার অবস্থাদৃষ্টে 
আমার আব্বাজানের মনে দয়া হল। তিনি তাকে এর কারণ জিজ্ঞাসা 
করলেন। সে বলল, আমি দিল্লী যেতে চাই। সে আরও বলল, দৈনিক তিন 
পয়সায় আমাকে কর্মচারী হিসেবে নিয়ে নিন। এ বৃদ্ধ আসলে কাফিরদের 
গুপ্তচর ছিল। যখন নওবািয়ার সরাইখানায় পৌঁছেন, তখন সেই গুপ্তচর তার 
দোসরদের খবর দেয় বণিকদের কাফেলা সেখানে অবস্থান করছে। বড় 
একদল ডাকাত উক্ত সরাইখানায় আসে। শায়খ ওয়াজীহুদ্দীন সে সময় 
কুরআন তিলাওয়াতে মগ্ন ছিলেন। তাদের মধ্য থেকে দু'তিনজন লোক 
এগিয়ে এসে বলে, ওয়াজীহুদ্দীন কে? তিনি বলেন, আমি৷ তারা বলল, 
তোমাকে দিয়ে আমাদের কোনও কাজ নেই । আমরা জানি, তোমার কাছে 
কোনও ধন-রতু নেই। তাছাড়া আমাদের দলের একজনের উপর তোমার 
নিমকের হকও আছে। কিন্তু এসব বণিককে আমরা ছাড়ব না। তাদের কাছে 
ধন-সম্পদ আছে। যেহেতু আব্বাজানের মুখ্য উদ্দেশ্যই ছিল এ সফর দ্বারা 
শাহাদাত লাভ করা, তাই তিনি তাদের সঙ্গ ছাড়তে রাজি হলেন না। 
আক্রমণকারীদের বিরুদ্ধে রুখে দীড়ালেন। তিনি বাইশটি আঘাত খান । শেষ 
আঘাতে দেহ থেকে মস্তক বিচ্ছিন্ন হয়ে যায়। এ অবস্থায় দীর্ঘক্ষণ পর্যন্ত মুখে 
তাকবীর চলতে থাকে । কিছু সময় কাফিরদের ধাওয়াও করেন। অবশেষে 


Wwww.iscalibrary.com 


হযরত শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্দিসে দেহলভী (র)-এর জীবন ও কর্ম ৫৯ 


এক স্থানে গিয়ে নিথর হয়ে পড়ে যান এবং প্রাণবাযু উড়ে যায়। সমাহিত হন 
সেখানেই । আল্লাহ তা'আলা শাহ আবদুর রহীম সাহেবকে এই ঘটনা প্রত্যক্ষ 
করান। তিনি দেখলেন, শায়খ ওয়াজীহদ্দীন তার ক্ষতস্থান দেখাচ্ছেন। শাহ 
সাহেব পবিত্র দেহকে স্থানান্তরিত করার মনস্থও করেন। কিন্তু অদৃশ্য ইংগিত 
তাদের এ কাজ থেকে বিরত রাখে । 


স্মহ সাহেবের নানা শায়খ মুহাম্মদ ফুলতী 

শাহ সাহেবের নানা ছিলেন শায়খ মুহাম্মদ ফুলতী (র)। তার বংশের 
প্রথম বাসস্থান ছিল সাদধুর। সুলতান সিকান্দার লোদীর শাসনামলে এই 
বংশ ফুলত-এ স্থানান্তরিত হয়। তার মুহতারাম পিতার নাম শায়খ মুহাম্মদ 
আকেল। তিনি শৈশব থেকে ছিলেন অত্যন্ত নেককার এবং সম-সাময়িক 
বুঘুর্গানে দীন ও সুহৃদ ব্যক্তিদের দৃষ্টিনন্দিত। হযরত সাইয়িদ আদম বানুরীর 
খলীফা শায়খ জালাল তার শুভজন্মের প্রেক্ষিতে তার উচ্চমর্যাদার সুসং: 
দিয়েছিলেন। তিনি প্রথমে শিক্ষাগ্হণ করেন শাহ সাহেবের চাচা শায়খ আবুর 
রযা মুহাম্মদ ইবনে শায়খ ওয়াজীহুদীন থেকে । তারপর শায়খ আবদুর রহীম 
সাহেবের কাছে গমন করেন। তার সাথে তার বিরাট সাদৃশ্যতা মনে হয়েছে। 
সেখান থেকে ইলম অর্জন করে পুনরায় ফুলত-এ ফিরে আসেন। খরচ ও 
বদান্যতা, আত্মত্যাগ ও দুনিয়া বিমুখতায় ছিলেন তিনি উচ্চপর্যায়ে। তীক্ষ্ম 
প্রভাব ও ইরশাদের অধিকারী ছিলেন। শাহ সাহেব তার আপন পিতা ও 
উস্তাদ শাহ আবদুর রহীম সাহেবের সঙ্গে তার আনুগত্য, আস্থা-বিশ্বাস, 
অগাধ ভক্তি-শ্রদ্ধা এবং আত্মসমর্পণ ও অন্তষ্টির একাধিক ঘটনা লিখেছেন । 
তিনি শাহ সাহেব থেকে ইযাযতও পেয়েছেন। তার পুত্র ছিলেন শায়খ 
উবায়দুল্লাহ। যিনি শাহ সাহেবের মামা ও শ্বশুর এবং শাহ সাহেবের শীর্ষ 
খলিফা হযরত শায়খ মুহাম্মদ আশেক ফুলতী (র)-এর সম্মানিত পিতা । শাহ 
সাহেব হযরত শায়খ মুহাম্মদ ফুলতী (র)-এর তাছীর ও প্রভাবশক্তি, 
উপকারিতা, ফয়েব-বরকতের বহু ঘটনা লিখেছেন। শায়খ মুহাম্মদ (র)-এর 
ইন্তিকাল হয় ৮ জমাদিউস সানী ১১২৫ হিজরী সালে। 


শাহ সাহেবের সম্মানিত চাচা শায়খ আবুর রষা মুহাম্মাদ 

হযরত শায়খ আবুর রযা মুহাম্মাদ হযরত শায়খ ওয়াজীহুদ্বীন রে)-এর 
বড় ছেলে ও শাহ সাহেবের বড় চাচা । শাহ সাহেব “আনফাসুল আরেফীন' 
গ্রন্থে স্বীয় মুহতারাম পিতার পরে তার পৃথক আলোচনা করেছেন। ভূষিত 
করেছেন তাকে ‘ইমামুত তরীকত ওয়াল হাকীকত' -এর মত উচ্চাঙ্গের 
উপাধিতে । (যদিও তিনি সমসাময়িক উত্তাদদের থেকে শিক্ষা লাভ 


Wwww.iscalibrary.com 


করেছিলেন তথাপি) শাহ সাহেবের মতে তার সিংহভাগ জ্ঞান-বিদ্যা ছিল 
আল্লাহ প্রদত্ত। তিনি আপন পিতার অনুমতি ও ইংগিত পেয়ে এক আমীরের 
দরবারে যাতায়াত শুরু করেছিলেন । হঠাৎ আল্লাহর অনুগ্রহের সৃক্ধশক্তি তাকে 
এ কাজ হতে বিরত রাখে । তিনি তাজরীদে তাম (পুরোপুরি দুনিয়াবিমুখতা)' 
পূর্ণাঙ্গ তাওয়াক্কুল এবং সুন্নাতের অনুসরণকে নিজের আদর্শ বানিয়ে নেন। 
*পুণ্যবতী স্ত্রীকেও (৫৯১, ৩২ ৪৪৯৯ ০১১১১ 0 এর আমল করতঃ 
স্বাধিকার দেন যে, যদি অভার-অনটন সইতে পার, তবে আমার সাথে থাক ৷ 
নতুবা বাপের বাড়ি চলে যেতে পার। তিনিও (অর্থাৎ তার স্ত্রীও) পুণ্যবতী 
রমণী উম্মাহাতুল মুমিনীনের সুন্নাতের উপর আমল করতঃ দারিদ্র ও 
দৈন্যতাকেই প্রাধান্য দেন। ত্যাগ করেননি বুযুর্গ স্বামীর সাহচর্য। অনাহারে 
তাদের প্রায়ই কেটে যেত দু’তিনদিন। সাইয়িদুনা আবদুল কাদের জিলানী 
(র)-এর সাথে ছিল তার বিশেষ সম্পর্ক। সাইয়িদুনা আলী মুর্তাবা (রা)-এর 
প্রতি ছিল অকৃত্রিম মহব্বত ও বিশেষ হৃদ্যতা। বাদশা আলমগীর 
একাধিকবার তার যিয়ারতের মনস্থ করেন। কিন্তু তিনি অনুমতি দেননি । 
ধনিক শ্রেণী ও রাজন্যবর্গের প্রতি মোটেও ভ্রুক্ষেপ ছিল না তার । তবে মুচি, 
জুতা প্রস্তুতকারক, পেক্গণকারী এবং এ জাতীয় পেশাজীবীদের প্রতি বেশ 
লক্ষ্য রাখতেন। তাদের কেউ যদি চার-পাঁচ রুপিয়া হাদিয়া হিসাবে দিত, তা 
অত্যন্ত সানন্দে গ্রহণ করতেন। 

শাহ সাহেব তার পরিচিতিতে € 9590 abe cL 09৮০৪ বি ও ৬ 
22] ৮১৭ 5 তথা বিজ্ঞ জ্ঞানী, প্রাঞ্জলভাষী, বাগী, বিরাট সংযমী ও 
সুবিখ্যাত প্রভৃতি শব্দ চয়ন করেছেন। তিনি ছিলেন সুদর্শন, দীর্ঘকায়, বাদামী 
রঙের, হালকা শুশ্রুমণ্ডিত ও মিষ্টভাবী। সাধারণতঃ জুমু'আর নামাযের পর 
ওয়াজ-নসীহত করতেন। তিনটি মৌলিক হাদীস শোনাতেন। এরপর 
ফার্সীতে আর তারপর হিন্দীতে সেগুলোর তরজমা করতেন। হাদীসগুলোর 
মর্মার্থ নিয়ে আলোচনা করতেন ৷ তবে মিতাচার ও সংক্ষিপ্ততার সাথে । প্রথমে 
সকল শাস্ত্রের একটি করে কিতাব পড়াতেন। তার আলোচনা শোনার জন্য 
অনেক মানুষ সমবেত হয়ে যেত। সবশেষে দু'টি পাঠ সম্পন্ন হতো। একটি 
বাইযাবী শরীফের; অপরটি মেশকাত শরীফের। তিনি ছিলেন ওয়াহদাতুল 
উজুদের প্রবক্তা এবং এ বিষয়ে বিশেষজ্ঞ। সূফীদের সম্পর্কিত মালফুযাতের 
চমৎকার ব্যাখ্যা দিতেন। মুস্তাজাবুদ দাওয়াহ ছিলেন। তার যে কোন দু“আ 
কবুল হত। শাহ সাহেব তার খোদাপ্রেম ও স্বকীয়তার অনেক ঘটনা বর্ণনা 
করেছেন। অত্যধিক যতুবান ছিলেন সুন্নাত পরিপালনে। আরেফসুলভ বা 


Wwww.iscalibrary.com 


হযরত শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্দিসে দেহলভী (র)-এর জীবন ও কর্ম ৬১ 


এশকের দু'টি হিন্দি কবিতা মাঝে মধ্যেই পড়তেন। শাহ সাহেব তার কাশ্ফ 
ও কারামতের একাধিক ঘটনাও লিখেছেন। তার “মালকুযাত' বর্ণনা করেছেন 
অত্যন্ত বিশদভাবে । যেগুলো বুঝা এবং তা থেকে উপকৃত হওয়াও এ যুগে 
কঠিন কাজ। এজন্য সেগুলো বর্জন করা হয়েছে। শেষ সময়ে তার বয়স 
হয়েছিল পঞ্চাশ-ষাটের মাঝামাঝি । ১৭ মহররম ১১০১ হিজরী সালে আসর 
নামাযের পর তিনি পরপারে যাত্রা করেন। 


সম্মানিত পিতা হযরত শাহ আবদুর রহীম 

হযরত শাহ ওয়ালীউল্লাহ সাহেব তার সম্মানিত পিতা হযরত শাহ 
আবদুর রহীম সাহেবের অবস্থা, যোগ্যতা-পূর্ণতা ও কারামত সম্পর্কে একটি 
দীর্ঘ গ্রন্থ রচনা করেছেন। যার আরবী নাম “বাওয়ারিকুর ওলাইয়াহ' আর 
প্রসিদ্ধ নাম 'আনফাসুল আরেফীন”। একজন সুযোগ্য পুত্রের কলমে আরেক 
সুযোগ্য পিতার জীবন-চরিত নিয়ে এঁতিহাসিক দৃষ্টিকোণ এবং 
দায়িতৃশীলতার সাথে পৃথক একটি গ্রন্থ রচনার খুব একটা দৃষ্টান্ত ইসলামের 
শিক্ষা-ইতিহাসে পাওয়া যায় 'না। এ সম্পর্কে আল্লামা তাজুদ্দীন সুবকী রে) 
স্বরচিত বিখ্যাত গ্রন্থ “তবাকাতুশ শাফি'আতিল কুরবা”তে আপন মুহতারাম 
পিতা আল্লামা শায়খ তাকীউদ্দীন সুবকী (র)-এর বিশদ জীবন-চরিত আর 
পরবর্তীদের গৌরব আবুল হাসান মাওলানা আবদুল হাই সাহেব ফিরিঙ্গী 
মন্ত্রী বিরচিত তার সম্মানিত পিতা মাওলানা আবদুল হালীম লাখনৌবীর 
অবস্থা সম্পর্কে স্বতন্ত্র. পুস্তিকা “হাছরাতুল আলম বি-ওফাতি মারজাইল 
আলেম' কে উদাহরণস্বরূপ উপস্থাপন করা যায়। 

এ গ্রন্থে বেশিরভাগ সেসব অবস্থা ও ঘটনাবলি চয়ন করা হয়, যাতে তার 
ব্যক্তিত্ব ফুটে ওঠে। যেগুলোর দ্বারা তার শিক্ষাগত, ধর্মীয় ও আধ্যাত্মিক 
উচ্চতার কিছুটা অনুমান করা যায়। স্বয়ং শাহ সাহেবের জীবন, দৃষ্টিভঙ্গি, 
মানসিকতা ও রুচি গঠনে তিনি যে মৌলিক কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন, সে 
সম্পর্কে ধারণা পাওয়া যায়। কাশফ-কারামত, আধ্যাত্মিক বিজ্ঞতা ও উন্নতির 
(যার সাথে সেই খাছ যুগ এবং স্মারক রচয়িতার বিশেষ সম্পর্ক ছিল) তত 
বেশি আলোচনা করা হবে না। কেননা সেসব বুঝা ও অনুধাবন করা এ যুগের 
মানুষের জন্য কষ্টসাধ্য । এর জন্য মূলগ্রহ্থের শরণাপন্ন হওয়া উচিত। এখানে 
কেবলমাত্র সংক্ষেপে এতটুকু লিখা জরুরী যে, শাহ সাহেবের জীবন-চরিত 
এক সুউচ্চ আধ্যাত্মিক শক্তি এবং জন্মগত ও বাতেনি যোগ্যতা প্রমাণ করে । 
স্ষরণ করিয়ে দেয় প্রবীণ ওয়ালীআল্লাহণণের কথা- যাদের যোগ্যতা অত্যন্ত 
শক্তিশালী, সময় খুবই সহায়ক আর পরিবেশ শুধু মনোহারীই নয় বরং তা 
ছিল আগ্রহ-উদ্যম ও প্রেরণা সৃষ্টিকারী; 


Wwww.iscalibrary.com 


আয়াতে কারীমা অনুযায়ী এ ময়দানের আল্লাহ তা'আলার কুদরত, তার 
শিক্ষাদীক্ষা ও তার তাজাল্লীর বহিঃপ্রকাশ এবং 

19৮৯০ ০) sls 06 ay 558) 50০5 0৭ দি 9৯ ৬ ১৩ 

(এদের ও তাদের সকলকে তোমার প্রতিপালকের অনুগহ্দানে পরিপূর্ণ 
করে দেই। আর তোমার প্রতিপালকের অনুগহ-দান কারও উপর থেকে 
অবরুদ্ধ নয়) এর ব্যাখ্যা । 

শাহ আবদুর রহীম সাহেবের নানা (যিনি স্বয়ং উচ্চ স্তরের বুযুর্গ ছিলেন) 
শায়খ রফীউদ্দীন রে) তার জীবনের শেষ দিনগুলোতে নিজের ধন-সম্পদ 
আপন ওয়ারিছদের মাঝে বন্টন করে দেন। নিজের সন্তানদের মধ্যে 
প্রত্যেককে তার অবস্থা অনুযায়ী সম্পদ দেন। শাহ আবদুর রহীম সাহেব 
(র)-এর আম্মা ছিলেন তার সর্বকনিষ্ঠা সন্তান। তার পালা এলে তাকে 
তরীকতের ফাওয়ায়েদ, অধীফা ও মাশায়িখদের শাজারা (বংশতালিকা) দান 
করলেন। শাহ রফীউদ্দীন সাহেবের মুহতারামা সহধর্মিনী বলেন, তখনও এই 
কিশোরীর বিয়ে হয়নি। তাকে জাহীয (উপহার) এর দ্রব্যসামঘী দেওয়ার 
প্রয়োজন ছিল; এসব কাগজপত্র নয়। তিনি বলেন, এসব কাগজপত্র আমি 
আমার বড়দের থেকে মিরাছ হিসেবে পেয়েছি। এই কিশোরীর একটি পুত্র 
সন্তান হবে, যে আমাদের এই বাতেনী ও আধ্যাত্মিক মিরাছের উপযুক্ত 
প্রমাণিত হবে। আর জাহীয ও বিবাহ সামগ্রীর ব্যাপার? আল্লাহ তা‘আলাই 
এসবের ব্যবস্থা করবেন। এ নিয়ে আমার ভাবনা নেই। শাহ আবদুর রহীম 
আমার নানী এই সম্পদ আমাকে হস্তান্তর করেছিলেন। আমি এর দ্বারা 
উপকৃত হয়েছি। শাহ আবদুর রহীম সাহেবের জন্ম সন সুস্পষ্টভাবে কোথাও 
পাওয়া যায় না। তবে যেহেতু তিনি ১১৩১ হি. সনে ইন্তিকাল করেছেন এবং 
বয়স ৭৭ বছর হয়েছিল, তাই বুঝা যায় তার জন্ম সন ১০৫৪ হিজরীই হবে। 
শাহ আবদুর রহীম সাহেবরা ছিলেন তিন ভাই। শায়খ আবদুর রযা মুহাম্মদ, 
শায়খ আবদুল হাকীম এবং শাহ আবদুর রহীম। তিনি বলেন, আমি 
শৈশবকালেই মাথায় পাগড়ি বেঁধে ন্ম্রভাবে বসতাম। আমার মামা শায়খ 
আবদুল হাই, যিনি স্বয়ং বুযুর্গ মানুষ ছিলেন, তিনি এটা দেখে খুশি হতেন 
এবং বলতেন, তাকে দেখে সত্যি মনে হয়, পূর্বপুরুষের এই রত্ন আমাদের 
বংশে অটুট থাকবে । পৌত্ররা না পেল তাতে কি? দৌহিত্র তো তার ধারক ও 
রক্ষক হবে। 

Wwww.iscalibrary.com 


হযরত শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্দিসে দেহলভী (র)-এর জীবন ও কর্ম ৬৩ 


শাহ আবদুর রহীম সাহেবের মন-মানসিকতা শৈশব থেকেই দীনের প্রতি 
আকৃষ্ট এবং দুনিয়ার ধন-সম্পদ ও সম্মান থেকে বিমুখ ছিল। যদি কোন বুযুর্গ 
এমন কোন অযীফা বলে দিতে চাইতেন, যার ছারা দুনিয়ার কোনও উদ্দেশ্য 
অর্জিত হয়, সেদিকে তিনি কর্ণপাত করতেন না। বলতেন, আমার এসবের 
প্রয়োজন নেই। নকশেবন্দি এক বুযুর্গ খাজা হাশেম । তিনি বুখারা থেকে 
এসে শাহ সাহেবের এলাকায় বসবাস করতেন। তিনি তার এই মানসিকতা 
দেখে তাকে ইস্তিকতাবের তরীকা তালকীন করেন (অর্থাৎ মাশায়িখগণ হৃদয়- 
মানসপটে আল্লাহর নাম অঙ্কিত করার জন্য কাগজের উপর ইসমে যাত 
আল্লাহ শব্দটি প্রচুর পরিমাণে লেখাতেন। যেন তা মস্তিষ্কে গেঁথে যায়। এটি 
আল্লাহ 'তা“আলার স্মরণের জন্য একটি চিকিৎসা পদ্ধতি)। শাহ সাহেব 
বলেন, আমার উপর এটি এতই প্রভাব বিস্তার করে যে, আমি মোল্লা আবদুল 
হাকীম রচিত (শরহে আকয়েদ সম্পর্কিত) হাশিয়ার অনুলিপি তৈরী শুরু 
করেছিলাম পূর্ণ এক খণ্ডে ইসমে যাত লিখে ফেলেছি। অথচ আমার কোনও 
খেয়ালই হয়নি। 

শাহ সাহেব হযরত বাকী বিল্লাহর পুত্র শায়খ আবদুল্লাহ ওরফে খাজা খোর্দ 
-এর খেদমতে হাজির হতেন। তিনি অনেক বড় আরেফ ছিলেন। কতিপয় 
অদৃশ্য ইংগিত এবং আধ্যাত্মিক সুসংবাদের ভিত্তিতে তিনি তার কাছে 
বায়'আতের দরখাস্ত করেন। তিনি হিতাকাজ্সীসুলভ পরামর্শ দিলেন, সাইয়িদ 
আদম বিনুরী (র)-এর খলীফাদের মধ্য হতে কোনও শায়খ, যিনি শরীয়ত 
পরিপালন, দুনিয়াবিমুখতা ও আত্মশুদ্ধিতে দৃঢ়পদ রয়েছেন, তার হাতে 
বায়'আত হয়ে যাও। আমি বললাম, আমাদের পাশেই হযরতের খলীফাদের 
মধ্যে হাফিয সাইয়িদ আবদুল্লাহ তাশরীফ রাখেন। তিনি বললেন, বিরাট 
গণিমত! শীঘই.তার কাছে বায়'আত হয়ে যাও। আমি তার খেদমতে হাজির 
হলাম। অবশ্য তখন তার উপর আত্মহারা, আত্মবিস্তৃতি ও গোপনীয়তার 
অবস্থা প্রাধান্য ছিল। তিনি প্রথম আবেদনেই বায়'আত করে নেন। আমি খাজা 
খোর্দ এবং সাইয়িদ আবদুল্লাহ -এর খেদমতে হাজির হতে থাকি। তার 
সংশ্রবের বরকতে উপকৃত হই। হাফিয সাইয়িদ আবদুল্লাহ (র)-এর দৃষ্টি ও . 
আল্লাহর অদৃশ্য ইংগিত শাহ আবদুর রহীম সাহেবের প্রতি ছিল। একবার তিনি 
বলেন, তুমি বাচ্চা শিশু ছিলে আর শিশুদের সাথেই খেলা করছিলে । আমার 
মন তোমার প্রতি নিবিষ্ট হয়। আমি দু'আ করলাম, “হে আল্লাহ! তুমি এই 
শিশুকে ওয়ালীদের অন্তর্ভুক্ত করো। তার কামাল ও পূর্ণতা আমার হাতে যেন 
প্রকাশ পায়।' আলহামদুলিল্লাহ! সেই দু'আর সুফল প্রকাশ পেয়েছে। 

Wwww.iscalibrary.com 


শাহ আবদুর রহীম সাহেব ছোট বই-পুস্তক থেকে নিয়ে শরহে আকাইদ 
ও হাশিয়া খিয়ালী পর্যন্ত আপন বড় ভাই আবুর রযা মুহাম্মদের কাছে 
পড়েছেন। বাকী কিতাবাদি অধ্যয়ন করেছেন মির্ধা যাহেদ হারবী ওরফে মির্যা 
যাহেদের কাছে। তিনি বলতেন, আমি “শরহে মাওয়াকিফ' এবং উসূলের 
সকল কিতাব মির্ধা যাহেদের কাছে পড়েছি। আমার প্রতি তার বিশেষ দৃষ্টি 
ছিল। এমনকি আমি যদি বলতাম, আজ আমি মুতালা'আ করিনি। তখন 
বলতেন, দু'এক লাইন পড়ে নাও। যেন বাদ না যায়। হাশিয়া খিয়ালী 
ইত্যাদির কঠিন স্থানগুলোতে খাজা খোর্দের শরণাপন্ন হয়েছি এবং ভালভাবে 
তা হৃদয়াঙ্গম হয়েছে। অনেক সময় এমন হয়েছে, কোন কিতাবের প্রথমাংশ 
পড়েছেন আর শেষ পর্যন্ত তার দরস দিয়েছেন। খাজা খোর্দ ছিলেন শাহ 
আবদুর রহীম সাহেবের নানা শায়খ রফীউদ্দীন রে)-এর শিষ্য। খাজা খোর্দ 
তার থেকে শিক্ষা ও আধ্যাত্মিকতা উভয় ধরনের উপকারিতা লাভ করেছেন। 
তাই তিনি তার সাথে বিশেষ সম্মানজনক আচরণ করতেন। 

হাফিয সাইয়িদ আবদুল্লাহ ইত্তিকালের পর শাহ আবদুর রহীম সাহেব 
“আবুল আলাইয়্যাহ ইহরাবিয়্যাহ' সিলসিলার এক সুউচ্চ বুযুর্গ খলীফা শায়খ 
আবুল কাসেম আকবরাবাদীর শরণাপন্ন হন। আমীর নূর আল আলার কাছ 
থেকেও উপকৃত হন। খলীফা আবুল কাসিম শাহ সাহেবকে এজাযতও দেন। 
খলীফা সাহেব শাহ আবদুর রহীম সাহেবের সম্মান এবং তার প্রতি বিশেষ 
লক্ষ্য রাখতেন আরেকটি কারণেও । তা হল, শাহ আবদুর রহীম সাহেবের 
নানা শায়খ আবদুল আযীয শোকরাবাদীর সাথেও তার বিশেষ সম্পর্ক ছিল। 

শাহ. সাহেব “'আনফাসুল আরেফীন' গ্রন্থে শাহ আবদুর রহীম সাহেবের 
সমকালের মাশায়িখ, আউলিয়া ও আত্মহারাদের সাথে সাক্ষাৎ, তাদের খাস 
দৃষ্টির অনেক ঘটনা লিখেছেন। সে যুগ যেন আত্মবিস্মৃতি, আধ্যাত্মিকতা, 
সূলুক, আল্লাহর তলব, আল্লাহ প্রেম ও দরবেশীর বসন্তকাল ছিল! এমন সব 
মহান ব্যক্তিত্বের প্রাচুর্য ছিল, যারা ছিলেন তজ্জন্য অধীর আগ্রহী; আত্মিক ও 
বাতেনী কামালাতে (পূর্ণাঙ্গতায়) সুশোভিত । তিনি শাহ সাহেবের উপর খাছ 
দৃষ্টি দেন। তার সাথে ছিল শাহ সাহেবের সুসম্পর্ক । শাহ সাহেব হযরত শাহ 
আবদুর রহীম সাহেবের “কাশফে আরওয়াহ' (রূহ উন্মোচন) ইত্যাদির বহু 
ঘটনা লিপিবদ্ধ করেছেন। যার দ্বারা তার বাতেনী শক্তির অনুমান করা যায়। 
তদ্রপভাবে তার সম্মান ও কারামতের ঘটনাবলিও লিখেছেন। অনন্তর তার 
মালফুযাতের অনেক দীর্ঘ আলোচনা করেছেন। এতে তার অন্তদৃষ্টি, 
অসাধারণ বুদ্ধিমত্তা ও শিক্ষাগত উচ্চ যোগ্যতা অনুমিত হয়। 


Wwww.iscalibrary.com 


হযরত শাহ ওয়ালী উল্লাহ মুহান্দিসে দেহলভী (র)-এর জীবন ও কর্ম ৬৫ 


শাহ সাহেব বলেন, মুহতারাম আব্বাজানের আমল অধিকাংশ বিষয়ে 
হানাফী মাযহাব অনুযায়ী ছিল। তবে কোনও কোনও বিষয়ে হাদীস অনুসারে 
কিংবা নিজের লব্ধ জ্ঞান (উইজদান) থেকে অন্য কোন ফিকহী মাযহাবকেও 
প্রাধান্য দিতেন। এসব স্বকীয়তা বা ব্যতিক্রমের মধ্যে ইমামের পিছনে সূরা 
ফাতিহা পাঠ, জানাযার নামাযেও সূরা ফাতিহা পাঠের বিষয়টি রয়েছে। 

অল্প বয়স থেকে খাজা খোর্দ সাহেবের দরবারে হাযির হওয়া, তার থেকে 
আত্মিক ও শিক্ষাগত উপকার লাভ, তার ব্যক্তিত্ব ও বাতেনী কামালাতে 
(যোগ্যতায়) প্রভাবিত হওয়া এবং খাজা আবুল কাসেম আকবরাবাদী থেকেও 
আধ্যাত্মিক দীক্ষা লাভ ইত্যাদি (বলাবাহুল্য যে, খাজা আবুল কাসেম ছিলেন 
‘আবুল আলাইয়্যাহ' সিলসিলার ইযাজতপ্রাপ্ত বুযুর্গ । যিনি হযরত মুজাদ্দিদে 
আলফেসানী এবং হযরত খাজা বাকীবিল্লাহ (র) -এর মাধ্যম ছাড়াই খাজা 
উবাইদুল্লাহ আহরার ও নকশেবন্দী সিলসিলার প্রবীণ মাশায়িখদের মধ্যে গণ্য 
হতেন)। তাছাড়া তিনি আমীর নূরুল আলা ইবনে আমীর আবুল আলা 
আকবরাবাদী থেকেও উপকৃত হয়েছিলেন। এসব কারণে শাহ সাহেবের 
উপর “ওয়াহদাতুশ্‌ শুহুদ' মতাদর্শে দৃঢ়পদ হযরত সাইয়িদ আদম বিনুরীর 
একান্ত নিসবত (সম্পর্ক) অপেক্ষা হযরত খাজা বাকীবিল্লাহ (র)-এর নিসবত 
প্রবল ছিল, যিনি দীর্ঘকাল পর্যন্ত ‘তাওহীদে উজুদী’ মতাদর্শের প্রবক্তা 
ছিলেন। আর একথা বলা মুশকিল যে, কার্যতঃ তার (সাইয়িদ আদম) থেকে 
একেবারে বিচ্ছিন্নতা ছিল। একথাও ভোলা যাবে না যে, তার নিকটতম 
মাতৃকুলের মধ্যে হযরত শায়খ আবদুল আযীয শোকরাবারও (মৃত্যু ৯৭৫ 
হি.) এসেছিলেন, যার উপর “তাওহীদে উজুদী” এর প্রাধান্য ছিল। 

এসব পৈত্রিক, বংশানুক্ৰমিক ও দীক্ষামূলক কারণে হযরত শাহ আবদুর 
রহীম সাহেব “তাওহীদে উজুদ" -এর আগ্রহ এবং শায়খ আকবরের প্রতি 
শরদ্ধা-অনুরাগ আর তার জ্ঞান-গবেষণার ব্যাপারে এমন আকর্ষণ-ও আকাঙ্ক্ষা 
রাখতেন, যা শরীয়তের সীমা ও ইলমের গণ্ডি অতিক্রম করতে পারত না। 

শাহ সাহেব লিখেন, আব্বাজান শায়খ মুহিউদ্দীন ইবনে আরাবী রে)-এর 
নাম অত্যন্ত শ্রদ্ধার সাথে নিতেন। বলতেন, আমি চাইলে “কসূসুল হিকাম’- 
এর মিম্বরে চড়ে বয়ান করতে পারি, এর সকল মাসআলাই আয়াতে কারীমা 
এবং হাদীস শরীফের প্রমাণ দ্বারা শক্তিশালী করতে পারি এবং এমনভাবে 
বয়ান করতে পারি, যাতে আর কারও সন্দেহ থাকবে না। কিন্ত আমি 
ওয়াহদাতুল উজুদ (বা অবিনশ্বরবাদ) এর সুস্পষ্ট বর্ণনা দিতে অক্ষম। 
কেননা এ যুগে অধিকাংশ মানুষই তা বুঝতে পারবে না; নাস্তিকতা ও 
খোদাদ্রোহিতার খাদে পড়ে যাবে। 


ফর্মা- ০৫ ////.1908110181.0017 


শাহ আবদুর রহীম সাহেব “'ফাতাওয়ায়ে আলমগীরী” সংকলক 
আলেমদের অন্তর্ভুক্ত ছিলেন, যারা ছিলেন দেশের বিশিষ্ট হানাফী ফিকহের 
আলিম, বাগী, তর্কবিদ ও ফিকহের অধ্যাপক ।-এ দলের দিকনির্দেশক ও 
প্রধান ছিলেন শায়খ নিযামুদ্দীন বোরহানপুরী ৷ স্মাট আওরঙ্গজেব এ প্রকল্পে 
দু'লাখ রুপিয়া ব্যয় করেছেন। “আছ্‌-ছাকাফাতুল ইসলামিয়াহ ফিল হিন্দু" 
রচয়িতা গভীর তত্বানুসন্ধান ও গবেষণার পর এসব সংকলকের নাম লিপিবদ্ধ 
করেছেন। তাদের সংখ্যা দাড়ায় একুশ জনে। হযরত শাহ আবদুর রহীম 
সাহেবও ছিলেন এ জামাতের অন্যতম সদস্য । 

হযরত শাহ ওয়ালীউল্লাহ সাহেব রে) “আনফাসুল আরেফীন' গ্রন্থে 
লিখেন, সে সময় বাদশা আলমগীর উক্ত কিতাব সংকলন ও বিন্যাসে খুবই 
যত্ববান ছিলেন। মোল্লা নিযাম (সংকলন বোর্ডের চেয়ারম্যান) প্রতিদিন এক 
পৃষ্ঠা বাদশার সম্মুখে পড়ে শোনাতেন। একদিন তিনি সে অংশে পড়ে 
শোনান, যা মোল্লা হামিদের দায়িত্বে ছিল  তিনি-একই বিষয়ে দুই কিতাবের 
পৃথক দুটি বিবরণ উদ্ধৃত করে বিষয়টি. পেঁচিয়ে -ফেলেন। তার বন্ধু শাহ 
আবদুর রহীম সাহেবের দৃষ্টি যখন সংশ্লিষ্ট স্থানে পড়ল, তখন বিষয়টি ধরা 
পড়ল। দেখলেন, মোল্লা হামিদ দুই কিতাবের পৃথক অর্থের বিবরণ একত্রিত 
করে দিয়েছেন। সুতরাং তিনি পার্ুলিপির টীকায় আরবীতে লিখে দিলেন, 

135 43-25-৮065 19৯ 43815 SC এও এল 2০০ 

“অর্থাৎ দীন সম্পর্কে গভীর জ্ঞান না থাকার ফলে লেখক থেকে আলোচ্য 
বিষয়টি এলোমেলো হয়ে গেছে। সঠিক হচ্ছে এরূপ।” মোল্লা নিযাম মূল 
পাঠের সঙ্গে আবদুর রহীম সাহেব রে)-এর সংযোজিত টীকাও পড়ে 
ফেলেন। তিনি তো দ্রুত পড়ছিলেন কিন্তু বাদশা শুনছিলেন গভীর মনোযোগ 
সহকারে । এখানে এসে বাদশার খটকা লেগে গেল। জিজ্ঞাসা করলেন, এই 
বাক্য কিসের? মোল্লা নিযাম ঘাবড়ে গেলেন। তিনি লেখাটি মুতালা“আ (পূর্বে 
পাঠ) করেননি। অনন্তর নিজেকে সামলে নিলে বললেন, আমি এ স্থানটি 
মুতালা'আ করিনি। আগামী দিন বিস্তারিতভাবে এর মর্ম-ব্যাখ্যা পেশ করব। 
ঘরে এসে মোল্লা হামিদকে অভিযোগ করে বলেন, আমি বিষয়টি আপনার 
ভরসায় ছেড়ে দিয়েছিলাম । আপনার কারণে আজ আমাকে বাদশার সামনে 
লজ্জিত হতে হল। মোল্লা হামিদ তাৎক্ষণিক কিছু বললেন না। পরে শাহ 
সাহেবের কাছে এর অভিযোগ করেন। শাহ সাহেব কিতাব খুলে তাকে 
দেখালেন, বাক্য চয়নে এলোমেলো ও বিক্ষিপ্ততার সৃষ্টি হয়ে গেছে। এতে 
কোন কোন সমসাময়িক ও বন্ধুদের ভেতর হিংসা জন্মে। শাহ সাহেব 
কিছুদিন এ কাজে অংশ নেওয়ার পর সেখান থেকে সরে পড়েন। 

Wwww.iscalibrary.com 


হযরত শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্দিসে দেহলভী (র)-এর জীবন ও কর্ম ৬৭ 


শশী ০০৫2৯০৯৯০০৭ 


শাহ সাহেব লিখেন, তিনি ছিলেন প্রশংসিত চরিত্র মাধুরী ও উত্তম 
গুণাবলির আধার ৷ তার মধ্যে বীরত্ব, সাহসিকতা, অন্তর্দৃষ্টি ও আত্মমর্যাদাবোধ 
ছিল উচ্চ ধরনের। পরকালীন জ্ঞানের মত ইহকালীন জ্ঞানও ছিল পূর্ণাঙ্গরূপে। 
প্রত্যেক কাজে মিতাচার ও ন্যায়ানুগতা পছন্দ করতেন। দুনিয়াবিমুখতা ও 
ইবাদত-বন্দেগীতে এত নিমগ্ন ছিলেন না, যা সন্যাসবাদ বা বৈরাগ্যতার পর্যায়ে 
চলে যায়, আবার না এত বেশি উদাসীনতা ও শৈথিল্য ছিল, যা খামখেয়ালী ও 
আলস্য পর্যন্ত নেমে যায়। পোশাক-আশাকে ছিল না লৌকিকতা । নরম-শক্ত 
(মোটা-চিকন) যে কাপড়ই পেতেন, ব্যবহার করতেন। তবে এটি ভিন্ন কথা 
যে, আল্লাহ তা'আলা তাকে সব সময় উন্নত-উৎকৃষ্ট পোশাকের ব্যবস্থা করে 
দিয়েছেন। আল্লাহ তা'আলা তার সকল প্রয়োজন পূরণ করে দিতেন । বাজারে 
গিয়ে কোনও কিছু ক্রয়ের সুযোগ পাওয়াই ছিল কঠিন। 

আমীর-উমারা ও ধনাঢ্যদের ঘরে যেতেন না। এ দরজা তিনি একেবারে 
বন্ধ করে রেখেছিলেন । তবে যদি এ শ্রেণীর কেউ স্বয়ং সাক্ষাৎ করতে আসত, 
তাহলে তিনি তার সাথে অত্যন্ত হাস্যোজ্জ্বল ও উদারতার সাথে মিলিত হতেন। 
তাদের যিনি বেশি সম্মানী হতেন, তাকে তদ্রপ সম্মানই প্রদর্শন করতেন। 
তারা কেউ উপদেশ শোনার আগ্রহ করলে অত্যন্ত নম্রভাবে উপদেশ দিতেন। 
‘সৎকাজের আদেশ ও অসৎকাজের নিষেধ'-এর গুরুদায়িত্ব আঞ্জাম দিতেন। 
সর্বদা ইলম ও উলামায়ে কিরামের সম্মান করতেন। মূর্খতা ও মূর্খদের থেকে 
দূরে থাকতেন। 

সর্বাবস্থায় সুন্নাতে নববীর অনুসরণ করতেন। সুখের কথা হচ্ছে, গোটা 
জীবনে সমস্যা ছাড়া অকারণে কখনও জামাতে নামায ছুটেনি। শৈশব-কৈশোর 
ও যৌবনে কখনও নিষিদ্ধ বিষয়ের প্রতি ধাবিত হননি। প্রয়োজনীয় ব্যাপার 
থেকে দূরে থাকতেন না। আধুনিক আলেমদের লৌকিকতাপূর্ণ আচার- 
অনুষ্ঠানের অনুকরণ করতেন না। স্বাধীন ফকীর-দরবেশ ও সুফীদের যেন তেন 
পোশাক পরতেন না। অনাড়ম্বর জীবন-যাপন করতেন। অকারণে ও 
অপ্রয়োজনে খণ নিতে পছন্দ করতেন না। যারা আড়ম্বরতা ও বিলাসিতার 
জন্য খণ নিত, তাদের অপছন্দ করতেন। ভর্ৎসনা করতেন। প্রয়োজনীয় 
চিকিৎসা গ্রহণেও তিনি আগ্রহী ছিলেন। 

প্রতিদিন এক হাজার বার দরূদ শরীফ, এক হাজার বার নফী-ইছবাতের 
যিকির- কিছু উচ্চস্বরে আর কিছু ক্ষীণস্বরে, বার হাজার বার ইসমে যাত 
(আল্লাহ) পাঠের নিয়মিত আমল ছিল। আপন ভাই আবুর রা মুহাম্মদ -এর 


Wwww.iscalibrary.com 


ইত্তিকালের পর মিশকাত, তান্বীহুল গাফেলীন, গুনিয়াতুত তালেবীন সামনে 
রেখে ওয়ায-নসীহত করতেন। শেষ জীবনে তাফসীরের ধারাবাহিক 
আলোচনা শুরু করেছিলেন। তখন মাত্র সূরা বাকারা ও সূরা আলে ইমরানের 
তাফসীর শেষ করেছিলেন। ইতোমধ্যে শারীরিক দুর্বলতা প্রবল হয়ে যায় 
এবং এই ধারাবাহিকতা স্থগিত হয়ে যায়। 


ইসলামী মূল্যবোধ 

হযরত শাহ আবদুর রহীম (র)-এর মধ্যেও তার বংশীয় দৃষ্টিভঙ্গি 
অনুযায়ী এবং মুহতারাম পিতা শহীদ শায়খ ওয়াজীহুদ্দীন রে)-এর 
উত্তরাধিকার সূত্রে মুজাহিদসুলভ অকুতোভয় প্রেরণা প্রজন্মের পর প্রজন্ম 
জিহাদ ও সাফল্যের ধারাবাহিকতা কখনও বিচ্ছিন্ন হয়নি। আত্মমর্ধাদাবোধ ও 
সাহসিকতা তিনি নিজের বংশীয় উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন। যদিও 
ব্যক্তিগতভাবে ও সশরীরে কোনও জিহাদে তার অংশগ্রহণের বর্ণনা পাওয়া 
যায় না। কিন্তু “আনফাসুল আরেফীন" গ্রন্থে উদ্ধৃত ঘটনাবলি থেকে তার উচ্চ 
সাহসিকতা, কার্যতঃ দৃঢ়তা ও ধর্মীয় মূল্যবোধ প্রকাশ পায়। আর এই অমূল্য 
সম্পদই তার সন্তানদের মধ্যে স্থানান্তরিত হয়। 


দাম্পত্য জীবন 

শাহ আবদুর রহীম সাহেবের প্রথম বিবাহ হয়েছিল আপন পিতার 
জীবদ্দশায় । যার গর্ভে তার এক পুত্র সালাহদ্দীনের জন্ম হয়! তিনি একটু বড় 
হয়ে ওপারে চলে যান। (বর্ণনাত্তরে যৌবনকালে তার ইন্তিকাল হয়।) এ স্ত্রী 
দীর্ঘকাল বেঁচে ছিলেন এবং শাহ ওয়ালীউল্লাহ সাহেব রে)-এর বিবাহের পর 
১১২৮/২৯ হিজরীতে মৃত্যুবরণ করেন। তিনি দ্বিতীয় বিয়ে করেন পৌঢ় বয়সে 
অদৃশ্য ইংগিত ও সুসংবাদের ভিত্তিতে শায়খ মুহাম্মদ ফুলতী সিদ্দিকীর কন্যাকে। 
তার গর্ভে দুই পুত্রের জন্ম হয়। শাহ ওয়ালীউল্লাহ এবং শাহ আহলুল্লাহ। 


ইন্তিকাল 

৭৭ বছর বয়সে তিনি শেষবারের মত রমযানের রোযা রাখেন। এরপর 
শাওয়াল মাসেই তিনি অসুস্থ হয়ে পড়েন। ক্রমেই তীর বাঁচার আশা ক্ষীণ 
হয়ে যায়। কিন্তু এরপর আবার সুস্থ হয়ে ওঠেন। সফর মাসের শুরুতে 
পুনরায় অসুস্থতা বেড়ে যায়। সুবহে সাদিকের পূর্বে প্রকাশ পায় মৃত্যুর 
আলামত । তখন-তার পূর্ণ মনোযোগ ছিল, ফজর নামায যেন ছুটে না যায়। 
এই মুমূৰ্ষ অবস্থায় কয়েকবার জিজ্ঞাসা করেন, সকাল হয়েছে কি না? উপস্থিত 
লোকজন বলেন, না। এখনো হয়নি। যখন অন্তিম সময় একেবারে সন্নিকটে 

Wwww.iscalibrary.com 


হযরত শাহ ওয়ালী উল্লাহ মুহান্দিসে দেহলভী (র)-এর জীবন ও কর্ম ৬৯ 


চলে আসে, তখন সেসব জবাবদাতাকে কঠোর ভাষায় প্রতিবাদ করে বলেন, 
তোমাদের নামাযের সময় না হলেও আমার নামাযের সময় হয়ে গেছে। 
পরক্ষণেই বললেন, আমাকে কিবলামুখী করে দাও।' তখন তিনি ইশারায় 
নামায আদায় করেন। অথচ সময় নিয়ে তখনো. সংশয় ছিল। এরপর ইসমে 
যাতের যিকিরে মশগুল হয়ে পড়েন এবং জীবনদাতাকে ক্ষণিকের এ জীবন 
সঁপে দেন। এই ঘটনা বৃহস্পতিবার ১২ সফর ১১৩১ হিজরীর । তখন ছিল 
সম্রাট ফুররাখ সিয়ারের শাসনামলের শেষ সময়। তার ইন্তিকালের পর 
ফুররাখ সিয়ার পঞ্চাশ দিন বন্দি অবস্থায় কাটান। শহরে চরম বিশৃঙ্খলা ও 
দুরাবস্থা দেখা দেয় । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। 


শাহ সাহেবের দৃষ্টিতে শাহ আবদুর রহীম 

হযরত শাহ আবদুর রহীম সাহেব (র)-এর শিক্ষা ও জ্ঞানের গভীরতা 
প্রকাশ পায় এমন কোন গুরুত্বপূর্ণ রচনা (একটি পুস্তিকা ব্যতিত) অবশ্য 
পাওয়া যায় না। তার খ্যাতির বেশিরভাগই তার সুযোগ্য ও মহান সন্তানের 
মাধ্যমে প্রকাশ পেয়েছে। তিনিই তার পরিচয় 'আনফাসুল আরেফীন'-এর 
মাধ্যমে করিয়েছেন। যতদূর জানা যায়, তার জীবনকর্ম সম্পর্কে তার আর 
কোনও নির্ভরযোগ্য কিতাব নেই। ভবে শাহ সাহেব (র)-এর রচনাবলি, 
বিশেষতঃ “আনফাসুল আরেফীন' থেকে জানা যায়_ তিনি তীর উচ্চ মর্যাদা, 
আধ্যাত্মিক শক্তি, আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা এবং ইলম-জ্ঞান ও 
আধ্যাত্মিকতায় তার উচু স্থানের প্রতি আন্তরিকভাবে তদপেক্ষা বেশি 
শ্রদ্ধাশীল ও প্রভাবিত ছিলেন, যতখানি এক সৌভাগ্যশীল সন্তান আমভাবে 
নিজের সুযোগ্য পিতার যোগ্যতা, কামালত ও অনুগ্রহ দানের স্বীকৃতিদাতা ও 
প্রশংসাকারী হয়ে থাকে। শাহ সাহেবের কাছে তার আধ্যাত্মিক ও শিক্ষাগত 
যোগ্যতা সম্পর্কে অকাট্য বিশ্বাস, জ্ঞানগত অবস্থা এবং তার জীবনকর্মে এক 
ধরনের উন্মত্ততা ও ব্যাকুলতা অনুভূত হয়। মনে হয় যেন শাহ সাহেবের 
শিক্ষা-দীক্ষা, জ্ঞান ও বাতেনী যোগ্যতা লাভ, ইলম ও আধ্যাত্মিকতায় নেতৃত্ব 
এবং ইজতিহাদের মর্যাদা পর্যন্ত পৌঁছতে মুহতারাম পিতার বাতেনী সম্পর্ক, 
প্রতিক্রিয়া শক্তি, স্নেহ-গ্রীতি ও অফুরন্ত দু'আর বিরাট দখল রয়েছে। 


ভারতের আরব বংশোদ্ভূত গোত্র ও তাদের বৈশিষ্ট্য 


বক্ষমান গ্রন্থে শাহ সাহেবের মহান পূর্বপুরুষদের যে সংক্ষিপ্ত পরিচিতি 
পেশ করা হয়েছে, তাতে অনুমিত হয় যে, তাদের মাঝে সাধারণতঃ তিনটি 
গুণ সমানভাবে পাওয়া যেত। 
Wwww.iscalibrary.com 


প্রথমতঃ ইলম ও দীন, তাকওয়া-পরহেষগারী, বিচার ও ফাতওয়ার 
সাথে ব্যাপক সম্পৃক্ততা, যা ইলম ও দীনের সাথে বংশগত সম্পর্ক, দৃঢ়চিত্ততা 
ও উচ্চ সাহসিকতার ভিত্তিতে (যাতে বংশীয় বৃত্তান্ত, ধারাবাহিকতা, 
ঘটনাবলি, একনিষ্ঠ ও সাহসী নেতৃত্ব এবং মুরব্বীদের শিক্ষা-দীক্ষার খোরাক 
যোগাত।) অযৌক্তিক কিছু নয়। পূর্বপুরুষদের কৃতিত্ব, তাদের যোগ্যতা, 
বুযুগী ও আল্লাহভীরুতার কারণে আল্লাহ তা'আলা অনেক বংশকে রক্ষা 
করেছেন এবং দীনের দৌলত সংরক্ষণের ব্যবস্থা তাদের মধ্যে এমনভাবে 
করেছেন- যেভাবে এ দুই ইয়াতীম শিশুর দেয়াল তার এক মাকবুল বান্দার 
মাধ্যমে ধ্বসে পড়া থেকে রক্ষা এবং সুদৃঢ় করেছেন, যাদের পিতা ছিল বুযুর্গ 
ও দীনদার। কুরআনে ইরশাদ হচ্ছে, ৯]... ৮০৯) 35১ (তাদের দু'জনার 
পিতা ছিল সৎকর্মশীল)। ভারতবর্ষের বিশটি গোত্রের ইতিহাস এই 
ধারাবাহিকতা, রক্ষণাবেক্ষণ ও আল্লাহর সাহায্যের সাক্ষ্য দেয়। যাদের মধ্যে 
শত শত বছর পর্যন্ত ইলম ও দীন, বিচার ও ফাতওয়া, শিক্ষাদান ও রচনা 
এবং ইরশাদ ও হেদায়াতের ক্রমধারা চালু থেকেছে। 

দ্বিতীয়তঃ বংশ সংরক্ষণ, বংশতালিকা বিন্যাস, তত্ত্বাবধায়ন ও 
অভিভাবকত্বের সেই স্বকীয়তা ও গুরুত্ব, আরব দেশ এবং প্রাচীন ইসলামী 
রাষ্ট্রগুলোতেও যা ছিল না। সম্ভবতঃ এর কারণ অনারব ভূখণ্ডে নিজের এই 
বংশ সংরক্ষণের প্রেরণা যো এই বংশ আরব দেশ থেকে নিয়ে এসেছিল) 
এবং স্বয়ং ভারতবর্ষের শ্রেণীগত আইন-কানুন এবং বংশগত গৌরবের 
প্রভাবও এর কারণ ছিল। অথচ শরীয়ত এই গুরুত্বারোপের নির্দেশ করেনি । 
এতে পরবর্তী শতাব্দী ও অনারব দেশগুলোতে ক্রটির সৃষ্টির হয়। তবে সেই 
সাথে এর উল্লেখযোগ্য সুফল অবশ্যই স্বীকার করতে হবে যে, শত শত বছর 
পর্যন্ত এসব গোত্রে বংশীয় বৈশিষ্ট্যগুলো বিদ্যমান ছিল। অনারব ও অমুসলিম 
সমাজ ও সভ্যতা-সংস্কৃতিতে একাকার হয়ে যায়নি। 
তৃতীয়তঃ মাহাত্ম্য ও বীরত্বের গুণ আর নেতৃত্বের বৈশিষ্ট্য । আরবীতে যাকে 
'অশ্বারোহন ও পৌরুষ' (4১৯১4 ও 5.5%) শব্দে ব্যক্ত করা হয়, যা আরব 
জাতি. ও কুরাইশ গোত্রের বংশগত ও পৈত্রিক বৈশিষ্ট্য, যার দৃষ্টান্ত শায়খ 
মু'আযযম ও শায়খ ওয়াজীহদীন (র)-এর জীবনকর্মে সুস্পষ্টভাবে দৃষ্টিগোচর 
হয়েছে । আর এর পূর্ণাঙ্গ বহিঃপ্রকাশ ঘটতে দেখা গেছে স্বয়ং শাহ সাহেবের 
পৌত্র মাওলানা শাহ মুহাম্মদ ইসমাইল শহীদ (র)-এর জীবনে । 

এসব সমুজ্জ্বল গুণাবলির বহিঃপ্রকাশ ও বংশানুক্রমিকতার মনস্তাত্বিক এবং 
যৌক্তিক কারণও আছে। যেসব আরব বংশোডূত গোত্র ইতিহাসের বিভিন্ন যুগে 


Wwww.iscalibrary.com 


হযরত শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্দিসে দেহলভী (র)-এর জীবন ও কর্ম ৭১ 


হিজায, ইরাক, ইরান ও তুর্কিস্থান থেকে ভারতবর্ষে আগমন করেছে, তাদের 
অধিকাংশেরই হিযরত এবং ভারতবর্ষে বসবাসের কারণ ছিল হয়ত নিজ দীন ও 
ঈমান সংরক্ষণ কিংবা ইজ্জত-সম্মান বাঁচানোর আকুতি। কেননা তারা 
তাতারীদের আক্রমণের আশঙ্কায় পড়ে গিয়েছিল । এই বিষয়টি পরবর্তী কয়েক 
প্রজন্মের লোকদের স্মরণ ছিল । তাদেরও এ লজ্জা ছিল। আল্লাহ তা'আলাও এর 
বরকতে তাদের দীনী অবস্থার উন্নতি দান করেছেন! তারা ছিলেন 

13059 4৮৭ sf 19১৩9 PAS HAG 0০০৯৬ (৯ 

(সূরা আলে ইমরান - ১৮৫) আয়াতে কারীমা-এর উজ্জ্বল নমুনা । 

অথবা ছিল আল্লাহর রাহে জিহাদ এবং আল্লাহর পথে দাওয়াতের 
আগ্রহ। সে সময় (সপ্তম হিজরী শতকের পৃথিবীতে) যার সবচেয়ে বড় 
কার্ষক্ষেত্র ছিল ভারতবর্ষ। এই বিশাল রাজ্যে যাকে উপমহাদেশ বলাই যথার্থ, 
অনেক অঞ্চল তখনও ইসলামী সাম্রাজ্যের পদানত হয়নি। সেখানে কোথাও 
কোথাও চলছিল বিভিন্ন শাসক ও রাজাদের শাসন। কখনও কখনও 
শরীয়তের হুকুম পালন এবং ইসলামী আদর্শ-নিদর্শন প্রকাশেও বাঁধার সৃষ্টি 
হত। তাদের কেউ কেউ সময় সময় বিদ্রোহও করে. বসত। সব জায়গায় 
রাষ্ট্রীয় সৈন্য পৌঁছাও ছিল কঠিন ব্যাপার। ভারতে বহিরাগত সেসব 
অভিজাত, সন্ান্ত, সচেতন, সাহসী এবং যুদ্ধ-জিহাদ পিয়াসী আরবী 
বংশোদ্ভূত গোত্রগুলো এবং তাদের নেতৃত্বাধীন লোকদের জন্য সেসব অঞ্চল 
জয় করে কেন্দ্রীয় রাজত্বে সমর্পণ করা তাঁদের চেতনা ও সাহসিকতা 
উপশমের খোরাকও ছিল। ধর্মীয় চেতনায় পরিতৃপ্তির মাধ্যম এবং পার্থিব 
সম্মান ও নেতৃত্ব লাভের উপায়ও ছিল বটে। তাদের সেসব অঞ্চলে 
ক্ষমতাসীন করে দেওয়া হত৷ তাদের লোকজনকে বিচারক ও নবাবীর পদে 
অধিষ্ঠিত করা হত। সুতরাং সেসব আরবী-ইরানী বংশোদ্ভূত গোত্রগুলোর 
ইতিহাসে অনেক এরূপ ঘটনা পাওয়া যায়, তাদের নেতৃবর্গ ভারতবর্ষের এমন 
অনেক দূরাঞ্জল এবং অপরিচিত ও গুরুত্হীন জনপদ জয় করেছেন, যেগুলো 
সাধারণভাবে সংরক্ষিত রাষ্ট্রসমূহে অন্তর্ভুক্ত হতে পারত না।* 


* এর একটি উপমা প্রধান আমীর সাইয়িদ কুতুবুদ্দীন মুহাম্মদ আল নাদানী (মৃত্যু ৬৭৭ হি.)। যিনি উধ 
বংশ কৃতবী হাসানী গোত্রের স্থপতি এবং সাইয়িদ আহমদ শহীদ (র) এর সম্মানিত পিতামত ৷ তিনি 
গজনী থেকে সপ্তম হিজরী শতকের শুরুতে শুভাকাঙ্কী, প্রিয়জন, পরিবারবর্গ এবং গজনীর অভিজাত 
সম্বান্ত নেতৃবৃন্দ ও মুজাহিদদের বিশাল এক জামাত নিয়ে দিল্লী শুভাগমন করেন। দিল্লী থেকে ইউরোপ 
যাওয়ার মনস্থ করেন। প্রথমে কুনৃজ এরপর মাঙ্গপুর ও কাড়হ (যা তৎকালীন সময়ে পৃথক একটি রাষ্ট্রে 
কেন্দ্ৰস্থল ছিল) আক্রমণ করেন এবং তার সমস্ত অঞ্চল জয় করে ইসলামী রাজত্বে অন্তর্ভুক্ত করে নেন। 


Wwww.iscalibrary.com 


সেসব গোত্র উপলব্ধি করত, আমরা এক মহান উদ্দেশ্য নিয়ে ভারতবর্ষে 
আগমন করেছিলাম। আমাদের দীন-ধর্ম, আমাদের সভ্যতা-সংক্কৃতি ও 
আমাদের সৌভাগ্যের উৎসমূল ইসলামের কেন্দ্রস্থল আরব উপদ্বীপ এবং 
পবিত্র হিজায। আমাদের সেই মহান উৎসসমূহ থেকেও কখনও বিচ্ছিনন.না 
হওয়া উচিত। আমাদের বংশীয়, ধর্মীয়, সভ্যতা-সাংস্কৃতিক ও চারিত্রিক 
বৈশিষ্ট্যসমূহ যে কোনও মূল্যে অক্ষুণ্ন রাখতে হবে। তবেই আমরা পৃথিবীর 
এই ক্রান্তিলগ্রে অপরিচিত এক সভ্যতা ও পরিবেশে, যার সন্তবায় নিবিষ্ট আছে 
এমন পৃথকীকরণ শক্তি ও এক ধরনের এসিড, যা বহিরাগত জাতি ও 
বংশগুলোকে নিজের মধ্যে পুরোপুরি আকর্ষিত এবং তাদের স্বকীয়তাকে 
বিলীন ও জ্বালিয়ে দিয়েছে, সেখানে নিরাপদ ও সসম্মানে থাকতে পারি। এই 
অনুভূতি তাদের মধ্যে ধর্মীয় ও বংশীয় সম্রমবোধ এবং বহির্শক্তির প্রভাবের 
বিপরীতে অসাধারণ প্রতিরোধ শক্তি জন্ম দেয়। ফলে তাদের ব্যক্তিগত 
স্বকীয়তা, ভাবমর্যাদা বহুলাংশে নিরাপদ এবং তাদের বৈশিষ্ট্যাবলি শত শত 
বছর পর্যন্ত প্রজন্মের পর প্রজন্মে স্থানান্তরিত হতে থাকে! 

এই বাস্তবতা বিরাটভাবে প্রকাশ পেয়েছে স্বয়ং হযরত শাহ সাহেব রে)-এর 
অসীয়তনামায়, যা তিনি 2১০9 9 422০৯১) ৬ 4৪৪] 21540 নামে গ্ৰস্থনা 
করেছেন। যাতে সর্বপ্রথম তিনি তার বংশের লোকদেরকে সম্বোধন করেছেন । 
এরপর সম্বোধন করেছেন সকল শুভাকাজ্জী, বন্ধু ও ভারতীয় মুসলিম উম্মাহকে। 
শাহ সাহেব (র) লিখেন, ‘আমাদের ভুলে গেলে চলবে না যে, আমরা পরদেশী 
লোক । আমাদের পূর্বপুরুষগণ ভারতে হিজরত করেছেন । বংশ ও ভাষায় আরবী 
হওয়া আমাদের জন্য দু'টি গর্বের বিষয়। এটাই আমাদেরকে সর্বোত্তম দিশারী, 
সর্বশ্রেষ্ঠ নবী, জগৎ সৃষ্টির গৌরব মুহাম্মদ (স)-এর নিকটতর করে দেয়। এই 
মহান নেয়ামতের শোকরিয়ার দাবী হচ্ছে, আমরা যেন যথাসম্ভব সেসব প্রবীণ 
আরবদের অভ্যাস-আদর্শ ও রীতিনীতি থেকে একেবারে সরে না যাই, যার মধ্যে 
রাসূলে কারীম (স)-এর- লালন-পালন ও বিকাশ হয়েছিল। আর যেন 
অনারবদের কসম-রেওয়াজ, . আচার-অনুষ্ঠান, অপসংস্কৃতি ও হিন্দুদের 
রীতিনীতিকে নিজেদের মধ্যে বিস্তার ঘটতে না দেই।' 

অনন্তর তিনি আরো লিখেন, “আমাদের মধ্যে ভাগ্যবান সে-ই, আরবী 
ভাষায় যার কিছুটা দখল আছে! নাহু-ছরফ ও আদবে (আরবী সাহিত্যে) 
অভিজ্ঞতা আছে এবং কুরআন-হাদীস সম্পর্কে জ্ঞান রাখে। আমাদেরকে 
হারামাইন - শরীফাইনেও (মক্কা-মদীনা) হাজিরা দিতে হবে। তার সাথে 
থাকতে হবে আন্তরিক ভালবাসা । এতেই রয়েছে আমাদের সৌভাগ্যের 
রহস্য। আর এর থেকে বিতৃষ্ণা ও বিমুখতায় রয়েছে দুর্ভাগ্য ও বঞ্চনা ।” 


Wwww.iscalibrary.com 


.... হযরত শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্দিসে দেহলভী রে)-এর জীবন ও কর্ম... ৭৩ 


আরব বংশোভূত ও অভিজাত বংশ হওয়া ছাড়াও এই বংশের ফারূকী 
হওয়ার গৌরব ছিল। অনারব বিশ্বে এই বংশের মাধ্যমে আল্লাহ তা'আলা বহুবার 
দীনের হেফাজত, ইসলামের শি'আর ও নিদর্শনের সমুন্নতি এবং ইসলামের 
শত্রুদের বিরুদ্ধে বীরত্বপূর্ণ কাজ নিয়েছেন। যেখানে ফারুকী আত্মমর্ধাদাবোধও 
দাখিল ছিল। আবার এখানে হয়ত ফারুকে আযম (রা)-এর সাথে বংশীয় 
সম্পৃক্ততার অনুভূতি এবং গৌরবও কাজ করেছে- যা ছিল এক শক্তিশালী 
আত্মিক চেতনা । দশম হিজরী শতকে এই বংশেরই ভূতপূর্ব ব্যক্তিত্ব আকবরী 
ফিতনার মূলোৎপাটন করেন। ভারতবর্ষকে কৃফর-শিরক, বহু ধর্মের সংমিশ্রণে 
এক অলীক ধর্ম আবিষ্কারের ফিতনা, নতুন যুগ, নতুন আইন, নতুন সহস্রাব্দ, 
নতুন নেতৃত্ব ইত্যাদির ভয়াবহ ষড়যন্ত্রের ছোবল থেকে রক্ষা করেন। হযরত 
শায়খ আহমদ ফারুকী (মুজাদ্দিদে আলফেসানী)-এর এই বংশসম্পর্ক নিয়ে 
গৌরব ছিল। তিনি এই ধর্মীয় মূল্যবোধকে এর দাবী ও কুদরতী ফসল মনে 
করতেন। বৃহত্তর আহলে সুন্নত ওয়াল জামাত ও ইসলামী আকীদার বিরুদ্ধে 
জনৈক প্রসিদ্ধ আরেফ ও শাইখের একটি গবেষণা শুনে তার কলম থেকে 
অনিচ্ছায় নিমোক্ত বাক্য বেরিয়ে আসে, “আমার বন্ধুগণ! এই অধমের এরূপ 
কথাবার্তা শোনার শক্তি নেই। অনিচ্ছায় আমার ফারুকী ধমনী শিহরিয়ে উঠে।” 

অনুরূপভাবে সামানাহ প্রদেশে একবার জনৈক খতীব জুম'আর খুতবায় 
ইচ্ছাকৃত খোলাফায়ে রাশেদীনের আলোচনা ছেড়ে দেয়। তিনি বলেন, ‘যখন 
এই লোমহর্ষক সংবাদ শুনে যন-মানসে ক্ষতের সৃষ্টি হয়েছে এবং আমার 
ফারুকী ধমনীকে নাড়া দিয়েছে, তখন এই কয়েকটি শব্দ আমার কলম থেকে 
বেরিয়ে গেল।' 

হযরত শাহ ওয়ালীউল্লাহ (র)-এর সংস্কার আন্দোলন এবং দ্বীন পুনর্জীবিত 
করার ব্যাপক ও বহুমুখী কর্মকাণ্ডে (যেমন, আকীদা-বিশ্বাস সংশোধন, শিরক- 
রাশৈদীনের খেলাফত প্রমাণিতকরণ এবং রাফেবী ও শী'আ মতবাদ প্রত্যাখ্যান 
প্রভৃতিতে) নিশ্চিতভাবে এই বংশ সম্পর্ক, তার মর্যাদা ও দায়িত্ানুভূতিরও দখল 
ছিল। যা মনস্তত্ব, জীবন জ্ঞান, বংশীয় নিয়মনীতি ও অভিজ্ঞতার আলোকে সব 
দিক থেকে যুক্তিযুক্ত“ও বুদ্ধিদীপ্ত (যার দৃষ্টান্ত প্রজন্ম ও বংশধরদের ইতিহাসে 
অধিক পরিমাণে পাওয়া যায়) ৷ হাদীস শরীফে এসেছে, 
si ১১ ALD od PAILS ০2০] 3 AA 04৮৭5 ২০০ এনএ 

| A308 13 DLANI 

“মানুষ স্বর্ণ-রৌপ্যের খনির মত। তাদের মধ্যে অজ্ঞতার যুগের উত্তম 

ব্যক্তি ইসলামের যুগেও উত্তম, যদি তারা জ্ঞান লাভ করে।' 


Wwww.iscalibrary.com 


চতুর্থ অধ্যায় 
সংক্ষিপ্ত জীবন চরিত 


জন্ম 

শাহ সাহেব (র)-এর জন্ম হয়েছে ৪ শাওয়াল ১১১৪ হিজরী সালে 
সূর্যোদয়ের সময় আপন নানীবাড়ি ছোট গ্রাম ফুলতে (বর্তমান মুযাফফর 
নগরে)। জন্ম তারিখ আমীমুদ্দীন (আল-জুযউল লাতীফ : ২) থেকে চয়িত। 
শাহ সাহেবের জন্মের সময় তার সম্মানিত পিতা হযরত শাহ আবদুর রহীম 
সাহেব (র)-এর বয়স হয়েছিল ঘাট বছর। শাহ আবদুর রহীম সাহেবের 
অনেক শুভসংবাদ লাভ হয়েছিল তার এই পূণ্যবান সন্তান জন্মের পূর্বে । শাহ 
আবদুর রহীম সাহেব ষাট বছর বয়সে প্রথম সহধর্মিনী শায়খ সালাউদ্দীনের 
মাতার উপস্থিতিতে দ্বিতীয় বিয়ের মনস্থ করেন। এতে অনেক অদৃশ্য ইংগিত 
ও সুসংবাদ অন্তর্নিহিত ছিল। যখন শায়খ মুহাম্মদ ফুলতী বিষয়টি অবগত 
হলেন, তখন নিজ কন্যাকে তার সাথে বিবাহ দেওয়ার সিদ্ধান্ত নেন। হিজরী 
১১১৪ এর শুরুতে এই পুণ্যময় আকদ সম্পন্ন হয়। 

“আল-কাওলুল জামীল' গ্রন্থ থেকে জানা যায়, তার সম্মানিত মায়ের নাম 
ছিল ফখরুননিসা। তিনি ধর্মীয় জ্ঞানে এত গভীরতার অধিকারী ছিলেন, যার 
সুযোগ-সৌভাগ্য ও গৌরব খুব কম নারীরই হয়ে থাকে । উক্ত গ্রন্থকার শায়খ 
মুহাম্মদ আশেক ফুলতী, যিনি তার সহোদর _ভ্রাতুষ্পুত্র। আর ঘরের মালিক 
ঘরের মধ্যকার বিষয় সম্পর্কে অধিক জ্ঞাত। সুতরাং তিনি লিখেন, “শাহ 
সাহেবের আম্মা তাফসীর-হাদীসের মত শরঈ ইলম ও জ্ঞানের বিদগ্ধ 
আলিমা, তরীকতের নিয়ম-শৃঙ্খলার সুদীক্ষাপ্রাপ্ত, হাকীকতের রহস্য জ্ঞানের 
অধিকারী প্রভৃতি সব কারণে বাস্তবেই নারী জাতির জন্য গৌরবের কারণ ও 
স্বনামে স্বার্থক ছিলেন। 

জন্বোর পূর্বে ভার পিতা শাহ আবদুর রহীম স্বপ্রযোগে খাজা কুতুবুদ্দীন 
বখতিয়ার কাকী (র)-এর যিয়ারত লাভ করেন। তিনি তাকে পুত্র সন্তানের 
সুসংবাদ দেন এবং বলেন, তার নাম আমার নামে কুতুবুদ্দীন আহমদ 
রাখবেন। শাহ সাহেব বলেন, আমার জন্মের পর আব্বাজানের একথা স্মরণ 
ছিল না। তিনি আমার নাম রাখেন ওয়ালীউল্লাহ। কিছুদিন পর উক্ত ঘটনা 
স্মরণ হলে আমার দ্বিতীয় নাম রাখেন কুতুবুদ্দীন আহমদ । 

Wwww.iscalibrary.com 


হযরত শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্দিসে দেহলভী (র)-এর জীবন ও কর্ম ৭৫ 


শাহ সাহেবের বয়স যখন সাত বছর, পিতামাতার সঙ্গে তাহাজ্জুদ 
নামাযে শরীক হোন। আর দু'আ করার মুহূর্তে নিজের হাত তাদের দু'জনার 
হাতে রাখেন। এভাবে সে স্বপ্ন পূর্ণ হয়, যা তার সম্মানিত পিতা তার জন্মের 
পূর্বে দেখেছিলেন। 


শিক্ষা 

শাহ সাহেবের বয়স যখন পাঁচ বছর, তখন তাকে মক্তবে ভর্তি করা হয়। 
সাত বছর বয়সে সুন্নাতে ইবরাহীমী তথা খতনা সম্পন্ন করা হয়। সে বয়স 
থেকেই তার নামায আদায়ের অভ্যাস গড়ে তোলা হয়। এ বছর শেষে তিনি 
কুরআনে কারীমের হিফজ শেষ করেন। এরপর তিনি ফারসী কিতাবাদি ও 
আরবীর ছোট- ছোট কিতাবাদি পড়তে শুরু করেন। সেই সাথে কাফিয়াও 
সমাপ্ত করেন। দশ বছর বয়সে শরহে জামী শুরু করেন। তিনি স্বয়ং বলেন, 
আমার মধ্যে সামগ্রিকভাবে মুতালা“আর যোগ্যতা তৈরী হয়ে গিয়েছিল । চৌদ্দ 
বছর বয়সে বায়যাবী শরীফের একাংশ পড়েন। পনের বছর বয়সে ভারতবর্ষে 
প্রচলিত শিক্ষাকোর্স সম্পন্ন করেন। মুহতারাম পিতা এ উপলক্ষে বিশাল 
অনুষ্ঠানের আয়োজন করেন এবং আড়ম্বরপূর্ণ ভোজের ব্যবস্থা করেন। 
সেখানে আম-খাছ সকলেই শরীক ছিল। 

পনের বছর বয়সে তিনি সম্মানিত পিতার কাছে মিশকাত শরীফের সবক 
নেন। যার মাত্র কিছু অংশ (কিতাবুল বুয় থেকে আদাব পর্যন্ত) বাকী ছিল। 
কিতাবের ইবারত পড়তেন তার অপর এক সাথী । অবশিষ্ট অংশেরও অনুমতি 
পেয়েছিলেন পিতার কাছ থেকে । পিতার কাছেই সহীহ বুখারীর কিতাবুত 
তাহারাত পর্যন্ত, শামায়েলে তিরমিযী পূর্ণ, তাফসীরে মাদারেক ও বায়যাবীর 
কিছু অংশ. পড়েছেন। তিনি বলেন, ‘আল্লাহর বিরাট এক নেয়ামত হল, 
যুহতারাম আব্বাজানের কুরআনের সবকে কয়েকবার শরীক হয়েছি। যাতে 
কুরআনিক মর্মের অপার এক দরজা খুলে গিয়েছে’ 


শাহ সাহেবের পঠিত পাঠ্যসূচী 

শাহ সাহেব “আল-জযঘউল লাতীফ গ্রন্থে তার পঠিত পাঠ্যসূচীর বিশদ 
বিবরণ দিয়েছেন। ফিকহ শাস্ত্রে শরহে বেকায়া ও হেদায়া (কিছু অংশ বাদে), 
উসূলে ফিকহ শাস্ত্রে হুসামী এবং তাওষী ও তালওয়ীহের বিরাট এক অংশ, 
মানতিক শাস্ত্রে “শরহে শামসিয়া’ পূর্ণ, “শরতে মাতালে'-এর এক অংশ, 
শরহে মাওয়াকিফের কিছু অংশ পড়েছেন। আত্মশুদ্ধি সম্পর্কে “আওয়ারিফ ও 
রসায়েলে নকশেবন্দিয়া ইত্যাদির একাংশ, হাকীকত প্রসঙ্গে মাওলানা জামীর 
শরহে রুবাঈয়্যাত ও লাওয়াইহ, মুকাদ্দামায়ে শরহে লাম“আত, মুকাদ্দামায়ে 


Wwww.iscalibrary.com 


নকৃদুল নসূছ, খাওয়াছে আসমা ও আয়াত সম্পর্কে সে রচনাসমগ্র, যা এ 
বিষয়ের সাথে সংশ্লিষ্ট এবং আল ফাওয়ায়িদুল মিয়াহ ইত্যাদি । মুহতারাম 
আব্বাজান কয়েকবার এসব খাওয়াছ ও ফাওয়ায়েদের অনুমতি দেন। 

চিকিৎসা শাস্ত্রে মুজিয, দর্শন শাস্ত্রে শরহে হিদায়াতুল হিকমাহ প্রভৃতি, 
মাঁআনী শাস্ত্রে মৃতাওয়ালের সিংহভাগ, মুখতাছারুল মা'আনীর মোল্লা যাদাহ 
রচিত টীকা সংযুক্ত অংশ । আর গণিত শাস্ত্রে কিছু ্ুদ্র পুস্তিকা । 

শাহ সাহেবের এসব পাঠ্যসূচীতে তার সম্মানিত পিতা ও প্রকৃত উস্তাদ শাহ 
আবদুর রহীম সাহেবের ইজতিহাদ এবং নির্বাচনেরও দখল ছিল। সপ্তম হিজরী 
থেকে ভারতবর্ষে সে পাঠ্যসূচী প্রচলিত ছিল, যার মধ্যে নবম হিজরী শতকের 
শেষভাগে শায়খ আবদুল্লাহ ও শায়খ আহীয়ুল্লাহ মুলতান থেকে দিল্লী আগমনের 
প্রেক্ষিতে ইলমে কালাম, বালাগাত ও মাকুলাতের কিছু কিতাবাদি বৃদ্ধি করা হয়। 
এরপর দশম হিজরী শতকে আমীর ফাতনুল্লাহর ভারত আগমনের প্রেক্ষাপটে 
গিয়াসুদ্দীন মানসূর ও মির্যা জানের রচনাবলি পাঠ্যভুক্ত করা হয়। 

সম্ভবতঃ শাহ আবদুর রহীম সাহেবের বাস্তবপ্রিয়তা এবং নিজের সন্তানের 
মেধা-মনন অনুপাতে তন্ধ্য থেকে কিছু কিতাবাদি (যার মধ্যে অধিকাংশই 
বিষয়বস্তুর পুনরাবৃত্তি ছিল) পরিত্যাগ করা হয়। যেমন- নাহব শাস্ত্রে মিসবাহ, 
লুববুল আলবাব (কাযী বায়যাবী বিরচিত)। কাষী শিহাবুদ্দীন দৌলতাবাদীর 
ইরশাদ’ এর স্থলে ছরফে কাফিয়া ও শরহে জামী পড়ানো হয়। উসূলে 
ফিকাহ শাস্ত্রে মানার ও তার শরাহ এবং উসূলে বাযদবীর পরিবর্তে হুসামী, 
তাওবীহ ও তালবীহের কিছু অংশ, তাফসীর শাস্ত্রে কাশশাফ পরিত্যাগ করা 
হয়। হাদীস শান্ত্রে মাশারিকুল আনওয়ার’ অন্তর্ভুক্ত ছিল না । আরবী সাহিত্যে 
মাকামাতে হারীরীর ব্যাপক প্রচলন ছিল। কোনও কোনও বুযুর্গের মুখস্থ 
করার কথাও পাওয়া যায়। কিন্তু শাহ: সাহেবের পাঠ্যসূচীতে তা পরিলক্ষিত 
হয় না। সম্ভবতঃ তন্মধ্যে অনেক কিতাবাদিই বারো শতকের শুরু পর্যন্ত 
অনেক শিক্ষাকেন্দ্রে পরিত্যক্ত হয়ে গেছে। 

বলাবাহুল্য যে, বারো হিজরী শতকে উস্তাদুল উলামা মোল্লা নিযামুদ্দীন 
সিহালবী ফিরিঙ্গী মহন্ত্ী, যিনি ছিলেন শাহ সাহেবের বয়োজ্যেষ্ঠ, সমসাময়িক 
এবং যিনি শাহ সাহেবের পনের বছর পূর্বে ইন্তিকাল করেছেন -এই 
পাঠ্যসূচীতে অনেক বড় পরিবর্তন আনেন। বিশেষতঃ ছরফ, নাহব, তর্কবিদ্যা, 
দর্শন, গণিত, বালাগাত এবং কালাম শাস্ত্রে বহু সংখ্যক কিতাবাদি বৃদ্ধি 
করেন। যাতে আরও কিছু পরিবর্ধনের পর (যা তার ছাত্র এবং ছাত্রের ছাত্রদের 

Wwww.iscalibrary.com 


হযরত শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্দিসে দেহলভী (র)-এর জীবন ও কর্ম ৭৭ 


যুগে কোনও প্রকার পরিকল্পনা ছাড়াই হয়েছে) এই পাঠ্যসূচী দরসে নেযামীর 
সেই শেবরূপ ধারণ করে, যা অধ্যবধি প্রাচীন মাদরাসাগুলোতে চালু আছে। 

শাহ সাহেবের বর্ণিত পাঠ্যসূচীতে আরবী সাহিত্যের কোনও কিতাব 
দৃষ্টিগোচর হয় না। অথচ শাহ সাহেবের আরবী রচনাবলি বিশেষতঃ 
'হজ্জাতুল্লাহিল বালিগাহ' সাক্ষ্য দেয় যে, তার আরবী ভাষা এবং আরবীতে 
লিখনী ও রচনার শুধু প্রতিভ্‌ ক্ষমতাই ছিল না বরং হুজ্জাতুল্লাহিল বালিগাহ 
সম্পর্কে যতদূর জানা যায়, তিনি এক্ষেত্রে এমন এক ধারা ও রচনাশৈলীর 
উদ্ভাবক, যা শিক্ষামূলক প্রতিপাদ্য ও উদ্দেশ্য বর্ণনার জন্য অতীব 
ভারসাম্যপূর্ণ পদ্ধতি, যেখানে আল্লামা ইবনে খালদুনের পরে তার সমতুল্য ও 
সমপর্যায়ের দ্বিতীয় কাউকে দেখা যায় না। এতে বুঝা যায়, শাহ সাহেব নিজ 
হাতেই আরবী সাহিত্য ও গদ্য-পদ্যের সেসব প্রাচীন উচ্চাঙ্গের কিতাবাদি 
অধ্যয়ন করেছেন। যা ছিল বাগ্ীতা ও মধুরতার নমুনা, অনারব আরবী শব্দ 
থেকে অনেকটাই সতরক্ষিত। হিজায অবস্থানকালে তিনি বিশেষভাবে 
আরবীতে এই বিশাল লিখনী. কাজের প্রস্ততি গ্রহণ করেন, যা আল্লাহর 
কৌশল-প্রজ্ঞা শাহ সাহেবের জন্যই নির্ধারিত করে রেখেছিল ৷ মাকামাতে 
হারীরীর উল্লেখ যদি ভুলক্রমে ছুটে গিয়ে না থাকে, তাহলে এই কিতাব শাহ 
সাহেবের পাঠ্যসূচীতে অন্তর্ভুক্ত না থাকার কারণে ক্ষতির স্থলে উপকারই হয়ে 
থাকবে । কেননা পরবর্তীগণ আমভাবে এর আঘাত খেয়েছেন। আর এর 
কারণে ছন্দ ও অন্তর্মিলের এমন অনুবর্তী লোক, যে অনায়াসে অকপটে 
মর্মকথা ও মনের ভাব ব্যক্ত করতে সাধারণতঃ অক্ষম দেখা যায়। হারীরীর 
পরে যে লেখকই কোনও বিষয়ে কলম ধরেছেন হারীরীর কলম দ্বারাই 
লিখেছেন, যার নিব পুরোনো হয়ে গিয়েছিল । চিঠিপত্র, কিতাবাদির অভিমত 
এমনকি ফাতওয়ার দীর্ঘ বিবরণও হারীরীর এই প্রভাব থেকে মুক্ত নয়। 

শাহ সাহেব বলেন, শিক্ষাজীবনেই উচ্চাঙ্গের বিষয়বন্ত মাথায় আসত। 
যাতে বরাবরই অগ্রগতি অনুভূত হত। সুহতারাম আব্বাজানের ইন্তিকালের 
পর ১২ বছর পর্যন্ত ধর্মীয় কিতাবাদি যৌক্তিক জ্ঞান-বিদ্যার বই-পুস্তক 
পড়ানোর পাবন্দী করেছি এবং তখনই প্রত্যেক বিষয় ও শাস্ত্রে চিন্তা-গবেষণা 
ও মনোনিবেশের সুযোগ হয়েছে। 


পিতার স্নেহ, প্রশিক্ষণ, অনুমতি ও খেলাফত 
শাহ সাহেব বলেন, সম্মানিত পিতার স্নেহ আমার উপর এমনই ছিল যে, 
ভা খুব কমই হয় কোন পিতার আপন সন্তানের প্রতি, কোন উত্তাদের 
শাগরেদের প্রতি এবং কোন শায়খের তার মুরীদের প্রতি । হযরত শাহ আবদুর 
Wwww.iscalibrary.com 


রহীম সাহেবের তরবিয়ত, দীক্ষাদান ও প্রশিক্ষণের ধরনও ছিল বড় প্রজ্ঞাপূর্ণ । 
শাহ সাহেব বলেন, শৈশবে একবার বন্ধু ও প্রিয়জনদের এক জামাতের সাথে 
একটি বাগান ভ্রমণে চলে গেলাম। ফিলে এলে আব্বাজান বললেন, 
ওয়ালীউল্লাহ! তুমি এই দিনরাব্রিতে তা কি অর্জন করেছ, যা বাকী থাকছে? 
আমি এই সময়ের মধ্যে. এতবার দরূদ পড়েছি। শাহ সাহেব বলেন, একথা 
শুনে বাগানবিলাস ও আনন্দভ্রমণ থেকে আমার মন একেবারে উঠে গেল। 
এরপর আর কখনও সে আগ্রহ জাগেনি। শাহ সাহেব বলেন, আব্বাজন 
আমাকে কর্মকৌশল, মজলিসের শিষ্টাচার, সভ্যতা-জদ্রতা ও বিচক্ষণতার 
অনেক বিষয়ই শেখাতেন। প্রায়ই নিম্নোক্ত পংক্তি আবৃত্তি করতেন, 
ine Fr 
-//0৮১/-৮০০৫ 
বলতেন- আমাকে নির্দেশ দেওয়া হয়েছে, যারা মর্যাদায় ছোট, তাদের 
সাথে সর্বদা সালামের ব্যাপারে অগ্রসর থাকবে । তাদের সঙ্গে সবসময় 


উত্তমভাবে মিলিত হবে । তাদের ভালমন্দ ও কুশলাদি জিজ্ঞাসা করবে আর 
তাদেরকে সাধারণ বা তুচ্ছ বিষয় বুঝাবে না। 


4 UII bd 
5 (4৮ ৮০ LL 


আরও বলতেন, কেউ কেউ বিশেষ কোনও পোশাক কিংবা অভ্যাসের 
অনুবর্তী হয়ে যায়। কেউ কোনও তাকিয়ে কালাম (কথার ফাকে ফাকে একই 
কথা বারবার বলে দম নেওয়া) নির্ধারণ করে নেয়। কেউ কোনও খাবারের 
ব্যাপারে এতই বিতৃষ্ণ-নিরাসক্ত হয়ে যায় যে, তার কাছে সেটি ঘৃণিত হয়ে 
যায়। এসব বিষয় থেকে বেঁচে থাকতে হবে । নিজের কোনও ইচ্ছা-আকাঙ্কা 
পূরণে যেন নিছক স্বাদ আস্বাদন উদ্দেশ্য না হয়। এতে কোন প্রয়োজন পূরণ, 
কোনও মর্যাদা লাভ কিংবা সুন্নাত আদায়ের উদ্দেশ্য থাকা উচিৎ। চাল-চলন, 
উঠাবসায় কোনওভাবেই' যেন দুর্বলতা কিংবা আলস্য প্রকাশ না পায়। শাহ 
সাহেবের বর্ণনা মতে শাহ আবদুর রহীম সাহেব বীরত্ব, সাহসিকতা, 
বুদ্ধিমত্তা, সুব্যবস্থাপনা ও আত্মসম্তরমবোধ ইত্যাদি উচ্চ গুণাবলির অধিকারী. 
ছিলেন। জাগতিক জ্ঞানেও ছিলেন পারলৌকিক জ্ঞানের মত সুদক্ষ ও পূর্ণাঙ্গ 
সকল বিষয়ে মিতাচারকে পছন্দ করতেন। শাহ সাহেবের জীবন-চরিতের 
মাঝে সেসব বিষয় ছিল পর্যাপ্ত । 


Wwww.iscalibrary.com 


হযরত শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্দিসে দেহলভী (র)-এর জীবন ও কর্ম... ৭৯ 


শাহ সাহেব তার মুহতারাম পিতার কাছেই চৌদ্দ বছর বয়সে বায়'আত 
হন এবং আধ্যাত্মিকতায় আত্মনিয়োগ করেন। বিশেষতঃ নকশেবন্দিয়া 
মাশায়িখের তরীকায় অর্জন করেন তাওয়াজ্জুহ ও তালকীন। পিতাই তাকে 
আদাবে তরীকতের একাংশ শিক্ষা দেন এবং বুযুর্সির. খিরকা (বিশেষ 
পোশাক) পরিধান করান। শাহ সাহেবের বয়স যখন সতের বছর, তখন 
হযরত আবদুর রহীম সাহেব এই দুনিয়া থেকে বিদায় নেন। তিনি 
মৃত্যুশয্যায় তাকে বায়'আত ও ইরশাদের অনুমতি দেন। বারবার বলেন, ০১ 
৩১% “তার হাত আমার হাতেরই মত" । 


বিবাহ 

শাহ ওয়ালীউল্লাহ (র) এর বয়স তখন চৌদ্দ বছর । তার সম্মানিত পিতা 
তার বিবাহ পড়িয়ে দেন তার মামা শায়খ উবাইদুল্লাহ সিদ্দিকী ফুলতীর 
কন্যার সঙ্গে ৷ শ্বশুরবাড়ির লোকজন সুযোগ চাইলে শাহ আবদুর রহীম সাহেব 
অপারগতা প্রকাশ করে বলেন, এতেই মঙ্গল আছে। আর পরবর্তীকালের 
একের পর এক বংশীয় ঘটনাপ্রবাহ প্রমাণ করে দিয়েছে যে, সে সময় যদি 
বিয়ে সম্পন্ন না হত, তাহলে এই বিয়ে দীর্ঘদিনের জন্য স্থগিত রাখতে হত। 
এই স্ত্রীর গর্ভেই তার বড় ছেলে শায়খ মুহাম্মদ জন্ুগ্রহণ করেন। যিনি স্বয়ং 
তার. কাছে শিক্ষা লাভ করেন। শাহ সাহেব তার জন্য একটি প্রাথমিক 
পুক্তিকাও রচনা করেছিলেন। শায়খ মুহাম্মদ ছিলেন কারী এবং শামায়েলে 
তিরমিযীর সবকে শাহ আবদুল আযীয (র)-এর সহপাঠী । 

শাহ সাহেবের মৃত্যুর পর তিনি বড়হানা গ্রামে স্থানান্তরিত হয়ে যান। 
দীর্ঘদিন সেখানেই অবস্থান করে ১২০৮ হিজরীতে ইন্তিকাল করেন। তাকে 
খ্রামের জামে মসজিদের বারান্দায় দাফন করা হয়। শাহ সাহেবকে আবু 
মুহাম্মদ উপনামে ডাকা হত এ কারণেই । শায়খ মুহাম্মদের দুই পুত্রের বর্ণনা 
মাকালাতে তরীকতের আলোচনায় পাওয়া যায়, যারা তার সঙ্গেই সমাহিত 
হয়েছেন। কিন্তু বই-পুস্তকে তাদেরকে এ] ৮৪১০ (নিঃসন্তান) লেখা 
হয়েছে । হযরত শাহ আবদুল আধীয (র) হযরত শাহ আবু সাঈদ 
ব্রায়বেরেলীর নামে তিনটি পত্রে বুযুর্গ ভাই শায়খ মুহাম্মদ ইবনে শাহ 
ওয়ালীউল্লাহ (র) কে সালাম জানিয়েছেন। তাতে কোথাও “বুযুর্গ ভাই শায়খ 
জানিয়েছেন। এসব চিঠিতে ভাইদের পরস্পর হৃদ্যতা ও সুসম্পর্কের অনুমান 
ৰুরা যায়। 


Wwww.iscalibrary.com 


দ্বিতীয় বিবাহ 

শাহ সাহেবের দ্বিতীয় বিয়ে হয় প্রথমা স্ত্রীর মৃত্যুর পর সাইয়িদ 
সানাউল্লাহ সোনাপতীর কন্যা বিবি ইরাদতের সঙ্গে। যিনি ছিলেন 
. সোনাপতের বাসিন্দা সাইয়িদ নাসিরুদ্দীন শহীদ সোনাপতীর বংশধর। এই 
স্ত্রীর উদরে শাহ সাহেবের খ্যাতিমান চার পুত্র হযরত শাহ আবদুল আযীয 
(র), শাহ রফীউদ্দীন (র), শাহ আবদুল কাদির (রে) ও শাহ আবদুল গণী 
€র) জন্মগ্রহণ করেন। যারা ছিলেন ভারতবর্ষে দীন-ধর্মের পুনর্জাগরণের “চার 
সদস্য’ । আমাতুল আবীয নামে এক কন্যাও জন্মগ্রহণ করেন। তার বিয়ে হয় 
মাওলানা মুহাম্মদ ফাইক ইবনে মাওলানা মুহাম্মদ আশেক ফুলতীর সঙ্গে । 
তিনি ছিলেন কয়েক সন্তানের জনক। তার থেকে বংশধারা চালু থাকে । 


হজ্জে গমন 

শাহ সাহেবের জ্ঞান-গবেষণা, শিক্ষা, চিন্তা-চেতনা, দাওয়াতী ও 
সংস্কারমূলক জীবনে পবিত্র হিজাযের সফর ও অবস্থান এক এঁতিহাসিক 
ঘটনা এবং তার জীবন গ্রন্থের এক নতুন অধ্যায় ও প্রভেদ সীমা । হিজাযের 
এই এক বছরাধিক সময় অবস্থানকালে তার চিন্তাগত ও শিক্ষামূলক শক্তি 
উন্নতির সেসব আসন অতিক্রম করে, যা বাহ্যতঃ ভারতে সম্ভব ছিল না। 
তজ্জন্য প্রয়োজন ছিল হারামাইন শরীফাইনের মত কেন্দ্রীয় বিশ্বময় স্থানই। 
এ সফরেই তিনি ইলমে হাদীসের ব্যাপক ও গভীর মুতালা'আ করেছেন। 
হাদীস শাস্ত্রের যেসব কামিল শায়খগণ বিভিন্ন শহর-নগর থেকে এসে 
সেখানে সমবেত হয়েছিলেন, তাদের কাছে এই পবিত্র শাস্ত্রের অধ্যয়ন সম্পন্ন 
করেছেন, যা ছিল তার সংক্কার-সংশোধনের সুউচ্চ প্রাসাদে মুক্তার পাথর 
সমতুল্য । যার মাধ্যমে তিনি জ্ঞান-গবেষণা ও ইজহিতাদের সেই মর্যাদায় 
অধিষ্ঠিত হয়েছেন, যেখানে এই শেষ শতকগুলোতে খুব কম লোক (এবং 
যতদুর শরীয়তের লক্ষ্য-উদ্দেশ্য ও রহস্যভেদ এবং ফিকাহ ও হাদীসের মাঝে 
সামঞ্জস্যতা বিধানের সম্পর্ক রয়েছে) পৌঁছুতে পেরেছে। 

হজ্জের সফরকালে শাহ সাহেবের বয়স ছিল ত্রিশ বছর ৷ সে সময়কার 
রাজনৈতিক অবস্থা, পথঘাটের নিরাপত্তা পরিস্থিতি, কিছু বিদেশী শক্তির 
আগ্রাসন, স্থল ও সমুদ্রপথের নানা বিপদাশঙ্কা ও লুটতরাজ-ডাঁকাতির 
পরিপ্রেক্ষিতে এই সফর তার উচ্চ সাহস, ইলম পিপাসা এবং হারামাইন 
শরীফাইনের সাথে তার এঁকান্তিক হৃদ্যতারই জলন্ত প্রমাণ ।.সেই সাথে তার 
ইসলামী মূল্যবোধ, দৃরদর্শীতা, উঁচু দৃষ্টিভঙ্গিও প্রমাণ করে। কেননা, 
ভারতবর্ষে দীনের হেফাযত এবং ভারতীয় মুসলমানদের উন্নতি ও স্বকীয়তার 


Wwww.iscalibrary.com 


হযরত শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্দিসে দেহলভী রে)-এর জীবন ও কর্ম ৮১ 


জন্য তার দৃষ্টি কেবল ভারতের অবস্থা-পরিস্থিতি অনুধাবন এবং সেখানেই 
তার সংস্কার প্রচেষ্টা ও প্রতিকার অনুসন্ধানে সীমাবদ্ধ ছিল না । তিনি কুরআনে 
কারীমের বালাগাতপূর্ণ ইংগিত ₹৫4 4১৫% এর উপর আমল করে এই 
প্রাণ (নবুওয়াতী জ্ঞানের) কেন্দ্রস্থল এবং বিশ্বের প্রত্যন্ত অঞ্চল. থেকে আগত 
ইসলামের প্রতিনিধিদল আর আল্লাহর মেহমানদের ইলম ও মা‘আরিফ, জ্ঞান- 
বুদ্ধি, অভিজ্ঞতা, বিচক্ষণতা-গবেষণা ও চেষ্টা দ্বারা উপকৃত হতে চাইতেন। 

সে সময় সূর্ত ছিল ভারতের বন্দর ও মক্কার দরজা । পথের স্থানগুলো 
বিশেষতঃ মালুহ ও গুজরাট ছিল মারাঠীদের লুটতরাজ ও দস্যুতার কেন্দ্রস্থল । 
উত্তর ভারত থেকে দক্ষিণ ভারত পর্যন্ত এই দীর্ঘপথ সে সময় যানবাহন, 
অশ্বারোহণ, এক্কাগাড়ি ইত্যাদির মাধ্যমে অতিক্রম করা সহজ ব্যাপার ছিল না। 
ভারত সাগর এবং ভারত মহাসাগরের আরব-আফ্রিকার মধ্যবর্তী অংশের গোটা 
উপকূল তখন পর্তুগীজ ও নেদারল্যান্ডের দস্যুদল এবং ফ্রান্স ও বৃটেনের 
আধিপত্যবাদীদের সামুদ্রিক আক্রমণের আশঙ্কা থেকেও নিরাপদ ছিল না। 
হাজীদের এসব বিপদাপদ ও দুর্ঘটনাসমূহের বিবরণ সে সময়কার 
ভ্রমণকাহিনীগুলোতে (যা খুব কমই লিখিত ও সংরক্ষিত রয়েছে) দেখা যেতে 
পারে। স্বয়ং ভারতের পথঘাটের অবস্থা ছিল এমন যে, রাতে যদি কোনও 
ব্যক্তি কোন গ্রামে বা জনবসতিতে হারিয়ে যেত, তবে শাহ সাহেব কিংবা 
বদীউল আজায়েব বা মহান সৃষ্টিকর্তার ওযীফা পাঠ শুরু করে দিত। 

তিনি সূর্ত থেকে জিন্দা পৌঁছেন ৪৫ দিনে। ১৫ যিলকদ মক্কা শরীফে 
প্রবেশ করেন। উলামায়ে কিরাম ও তালেবে ইলমদের আবেদনের প্রেক্ষিতে 
মসজিদে হারামে মুসাল্লায়ে হানফীর পাশে দরস শুরু করেন। যেখানে অনেক 
ভীড় জমে যায়। 

শাহ সাহেব “আল-জুষউল লাতীফ' গ্রন্থে লিখেন, ১১৪৩ হিজরীতে 
হারামাইন শরীফাইন যিয়ারতের আগ্রহ প্রবল হয়ে যায়। ১১৪৩ হিজরীর শেষ 
দিকে (যিলহজ্জ মাসে) হজ্জ পালনের সৌভাগ্য হয়। ১১৪৪ হিজরী পর্যন্ত 
তিনি বাইতুল্লাহর নৈকট্য লাভ করেন। অনন্তর মদীনা শরীফ যিয়ারতে ধন্য 
হন। শায়খ আবু তাহের মাদানী এবং অন্যান্য মাশায়িখে হারামাইন থেকে 
হাদীস বর্ণনা করেন। উলামায়ে হারামাইনের সঙ্গে উঠাবসা করেন। শায়খ 
আবু তাহের খিরকা পরিধান করান, যা ছিল প্রায় সূফীগণের সকল খিরকার 
সমন্বয়ে। এ বছর শেষে ১১৪৪. হিজরীতে পুনরায়. তিনি হজ্জবত পালন 
করেন। ১১৪৫ হিজরীর প্রথম দিকে ভারত রওয়ানা হন এবং ১০ রজব 
১১৪৫ হিজরী শুক্রবার সুস্থ ও নিরাপদে নিজের আবাসস্থল দিল্লীতে 
প্রত্যাবর্তন করেন। 
ফর্মা- ০৬ www.iscalibrary.com 


শাহ সাহেব হারামাইন শরীফের মাশায়িখ ও উত্তাদগণের পরিচিতি ও 
জীবনী সম্পর্কে পৃথক একটি পুস্তিকা 'ইনসানুল আইন ফী মাশায়িখিল 
হারামাইন* নামে রচনা করেন। উক্ত পুস্তিকায় তিনি তার খাছ শায়খ, ত্রাতা ও 
প্রিয় উত্তাদ শায়খ আবু তাহের মুহাম্মদ ইবনে ইবরাহীম আল-কুর্দী আল 
মাদানীর বিস্তারিত পরিচিতি তুলে ধরেছেন। খাছ উস্তাদ ও মাশায়িখদের উচ্চ 
যোগ্যতায় যেহেতু ছাত্র-শিষ্যের উপর গভীর ছোয়া লাগে এবং তাদের 

, চিন্তা-চেতনা ও গবেষণার বৈপ্লবিক প্রভাব পড়ে, এজন্য তাদের 
আলোচনা কিছুটা বিশদভাবেই করা উচিৎ । 

শাহ সাহেব লিখেন, শায়খ আবু তাহের মুহাম্মদ ইবনে ইবরাহীম ইলমে 
হাদীস অর্জন করেছেন তীর পিতা শায়খ ইবরাহীম আল-কুদ্দী থেকে । এরপর 
শায়খ হাসান উজাইমা থেকে বেশিরভাগ ফায়দা লাভ করেছেন। এরপর 
আহমদ নাখলী, শায়খ আবদুল্লাহ বাছারীর নিকট দুই মাসের কম সময়ে 
শামায়েলে নববী (স), মুসনাদে ইমাম আহমদ পড়েছেন। এ সময়ে তিনি 
হারামাইন শরীফে আগত উলামায়ে কিরাম থেকে উপকৃত হতে থাকেন। 
শায়খ আবদুল্লাহ লাহোরী থেকে আবদুল হাকীম শিয়ালকুটী ও শায়খ আবদুল 
হক মুহান্দিসে দেহলভীর কিতাবাদি রিওয়ায়াত করার অনুমতি লাভ করেন। 
শায়খ সাঈদ কোকানীর কাছে কিছু আরবী কিতাব এবং ফাতহুল বারীর 
একাংশ পড়েন। 

‘4 ০3 গ্রন্থে আল্লামা মহসিন ইবনে ইয়াহইয়া তারাহ্‌ লিখেছেন, 
শায়খ আবু তাহের বলতেন, শায়খ ওয়ালীউল্লাহ আমার থেকে শব্দের সনদ 
গ্রহণ করেন আর আমি তার থেকে হাদীসের মর্মার্থ অনুধাবনে লাভবান হই। 
এন্দপই লিখেছেন তার অনুমতিপত্রেও। 

শায়খ আবু তাহের বড় মাপের মুহাদ্দিস হওয়ার সাথে সাথে সূফীগণের 
প্রতি বড় শ্রদ্ধাশীল এবং তাদের সমালোচনা করা থেকে বিরত ছিলেন। শাহ 
সাহেব বলতেন, আমি শায়খ আবু তাহেরের কাছে বিদায় নিতে গেলে তিনি 
নিম্নোক্ত কবিতা আবৃত্তি করেন- 

Fl 898 BON % 4৪১০1 455 88৮46 48৭৪ 
‘আমি ভূলে গিয়েছি সব পথ একটি পথ বিনে, 
যে পথ আমায় নিয়ে যায় তোমার দুয়ারে টেনে। 

এ জবাবই ছিল শাহ সাহেবেরও। শাহ আবদুল আযীয সাহেব বলেন, 
আমার আব্বাজান মদীনা থেকে প্রত্যাবর্তনকালে স্বীয় উত্তাদের কাছে এ 

Wwww.iscalibrary.com 


হযরত শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্দিসে দেহলভী (র)-এর জীবন ও কর্ম ৮৩ 


বিষয়টি আরয করলে তিনি একথা শুনে বিরাট খুশি হলেন যে, আমি ইলমে 
দীন ও হাদীস ছাড়া যা কিছু পড়েছি সব ভুলে গিয়েছি। 

শাহ সাহেবের পরবর্তী জীবন ও কর্মকাণ্ডে (যার বিশদ বিবরণ অত্যাসন্ন) 
এর পূর্ণ সত্যায়ন করে। তিনি যা কিছু বলেছিলেন, তা বাস্তবায়িত করে 
দেখিয়ে দিয়েছেন। 

CY: ০০৪১৯ Ae dl Ale Ul 58৮৮ JE) ০৪০৬৭ ০০ 

১১৪৫ হিজরী রমযান মাসে শায়খ আবু তাহের এই নশ্বর পৃথিবী ছেড়ে 
পরপারে পাড়ি জমান। সম্ভবতঃ শাহ সাহেবের মদীনা শরীফ থেকে প্রস্থান 
এবং তার দিল্লী. পৌঁছার দেড়-দুই মাস পর তার ইন্তিকাল হয়েছে। আর শাহ 
সাহেবের ভারত প্রত্যাবর্তনের পর তার ইফাদাহ ও তরবিয়ত লাভের খুব কম 
সময় পেয়েছেন। ₹০]| ১ ১ ১35 4১৪, 

তার জীবনের আরেকটি উল্লেখযোগ্য বিষয় হল, তার সম্মানিত পিতা 
শায়খ ইবরাহীম কাওরানী ইমাম ইবনে তাইমিয়া (র)-এর পক্ষ থেকে জবাব 
দিতেন। আল্লামা সাইয়িদ নুমান খয়রুদ্দীন আলুসী বাগদাদী তার বিখ্যাত 
গ্রন্থ 'জালাউল আইনাইন ফী মুহাকামাতিল আহমদাইন' -এর মধ্যে 
লিখেছেন, তিনি ছিলেন প্রবীণদের আকীদায় বিশ্বাসী । শায়খুল ইসলাম ইবনে 
তাইমিয়ার পক্ষ থেকে জবাব দিতেন। অনুরূপভাবে সৃফীদের সেসব শব্দের 
ব্যাখ্যা দিতেন, যার দ্বারা বাহ্যিকভাবে অনুপ্রবেশ, একতা কিংবা আইনিয়ত 
(স্বাধিষ্ঠতা) প্রকাশ পেত। 

সুতরাং এ সিদ্ধান্ত উপনীত হওয়া যায় যে, শায়খুল ইসলামের কিতাবাদি 
থেকে পরিচয়, তার সাহায্য ও প্রতিরক্ষা বা জবাবদানের যে বর্ণনা শাহ সাহেবের 
রচনাবলিতে পাওয়া যায়, তাছাড়া শাহ সাহেবের বংশগত ধারাবাহিকতা ও 
উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত এই সামঞ্জস্যপূর্ণ চিন্তাধারায় শায়খ আবু তাহেরের 
কথাবার্তীরও প্রভাব ও দখল থাকতে পারে, যার আগ্বহ-ঝৌক তিনি তার 
সম্মানিত পিতা ইবরাহীম কাওরানী থেকে উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকবেন। 

শাহ সাহেবের দ্বিতীয় শায়খ, যার থেকে তিনি ইজাযত (অনুমতি) 
পেয়েছিলেন, তিনি হলেন শায়খ তাজুদ্দীন কলঈ হানফী মুফতীয়ে মন্কা। 
হাদীস শাস্ত্রে সিংহভাগ শিক্ষা লাভ করেন শায়খ আবদুল্লাহ ইবনে সালেম 
মিসরীর কাছে। সহীহাইন পড়েছেন শায়খ উজাইমির নিকট। তার থেকে 
নিঃশর্ত ইজাযতও লাভ করেন৷ তার শায়খ আহমদ নাখলী থেকেও ইজীযত 
রয়েছে। শাহ সাহেব তিনদিন তার বুখারীর সবকে অংশগ্রহণ করেছেন। 
সিহাহ সিত্তাহর বিভিন্ন অংশ, মুয়াত্তার একাংশ, মুসনাদে দারেমী, ইমাম 


Wwww.iscalibrary.com 


মুহাম্মদ (র)-এর “কিতাবুল আছার' ও মুয়াত্তা তার থেকে শ্রবণ করেন। 
শায়খ এসব কিতাবের সবকে উপস্থিত সকলকে ইজাযত দেন। শাহ সাহেবও 
এতে শরীক ছিলেন। শাহ সাহেব হাদীসে মুসালসাল বিল আউয়্যালিয়্যাহও 
তার কাছ থেকে শ্রবণ করেন। 

শাহ সাহেব হাফিষে হাদীস, বহুমুখী প্রতিভা ও যোগ্যতার অধিকারী 
শায়খ মুহাম্মদ বিনে মুহাম্মদ ইবনে সুলাইমান আল-মাগরিবী (যিনি ছিলেন 
নুসখায়ে বানুনিয়াহর সন্ত্বাধিকারী। তিনি এটি হারামাইন শরীফে নিয়ে 
এসেছিলেন এবং তিনি ছিলেন হারামাইনের লোকদের উত্তাদ) -এর পুত্র 
শায়খ মুহাম্মদ ওফদুল্লাহ থেকে আপন পিতার সকল বর্ণনার ইজাযত লাভ 
করেন। এছাড়া তার কাছে মুয়াত্তায়ে ইয়াহইয়া ইবনে ইয়াহইয়া পুরোটাই 
পড়েন ও ইজাযত নেন। 

শাহ সাহেব তার শিক্ষাজীবনে ভারতে হাদীস শাস্ত্রের তৎকালীন ইমাম 
শায়খ মুহাম্মদ আফযাল শিয়ালকুটার সবকেও অংশ নিয়েছিলেন। যিনি 
হাদীসের সনদ হাসিল করেছিলেন শায়খ সালেম ইবনে আবদুল্লাহ বসরী 
থেকে এবং তার কাছে হাদীস পড়েছিলেন। তিনি শায়খ আবদুল আহাদ 
ইবনে খাজা মুহাম্মদ সাঈদ সরহিন্দীরও শীগরেদ। তিনি হাদীসের দরস 
দিতেন দিল্লীর গাজী আদ-দীন খানের মাদরাসা । হযরত মির্যা জানে জানা 
রহ. হাদীস ও সুলুকে তার থেকে উপকৃত হন। 

এই সফরে শাহ সাহেবের মামা উবাইদুল্লাহ বারাহবী ও তার মামাতো 
ভাই শায়খ মুহাম্মদ আশেক ফুলতীও (৯) +4 রচয়িতা) সঙ্গে ছিলেন। 
শাহ সাহেব তার সম্মানিত পিতার মৃত্যু সংবাদ এই সফর থেকে প্রস্থানকালে 
মক্কা শরীফে শুনেছেন। 

শাহ .সাহেবের জন্য হাদীস শাস্ত্রের বিশেষ আগ্রহ-আকর্ষণ, হারামাইন 
শরীফে এর পাঠদান ও প্রসারের সহজ সুযোগ, সেখানে বসে বিভিন্ন দেশ 
থেকে আগত তালেবে ইলম ও উলামায়ে কিরামকে উপকৃত করার অবকাশ, 
অধিকম্ত বাইতুল্লাহর সানিধ্য, নবীজীর নৈকট্যের বরকত ও সৌভাগ্য, 
ভারতবর্ষের অনিশ্চিত অবস্থা-পরিস্থিতি, ইসলামী রাজত্ব ধ্বংসের পদক্ষেপ 
এবং বহির্শক্তির' ক্রমবর্ধমান আগ্রসানের উপলব্ধি হিজাযে স্বকীয় অবস্থান ও 
হিজরতের ইচ্ছাকে শক্তিশালী করার কারণ ও প্রেরণা ছিল। আর না তা 
কেবল তার বৈধতার দলীল-প্রমাণ বরং ধর্মীয় ও শিক্ষাগত কল্যাণের 
সমর্থনও যোগাত ৷ কিন্তু তিনি ভারত প্রত্যাবর্তনের সেই যুগান্তকারী সিদ্ধান্ত 
নিলেন, যার মধ্যে মহান আল্লাহ তা'আলা এমন সব কল্যাণ অন্তর্নিহিত 


Wwww.iscalibrary.com 


হযরত শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্দিসে দেহলভী (র)-এর জীবন ও কর্ম ৮৫ 


রেখেছিলেন, তার সংস্কার, ইজতিহাদ ও গবেষণামূলক কর্মকাণ্ডে যার 
বহিঃপ্রকাশ ঘটেছে। বাস্তবায়িত হয়েছে সেই নববী সুসংবাদ, যা তিনি মদীনা 
তাইয়িবায় অবস্থানকালে লাভ করেছিলেন । 

,এএ 4০১৯১ 914০৪ ০০০০৪ ৬০৯৯ 0) এ 0৯] ১০৭ এ 

‘আল্লাহর ইচ্ছা হল, তোমার দ্বারা মৃতপ্রায় জাতির বিশেষ এক এক্য- 
সংহতির কাজ নিবেন’ 

শাহ সাহেবের নিছক নিজের ব্যাপারেই নয় বরং তার ঘনিষ্ঠ সঙ্গী- 
সাথীদের ব্যাপারেও চিন্তা-ভাবনা ছিল, তারা ভারতকে আপন কর্মতৎপরতা 
এবং শিক্ষামূলক ও ধর্মীয় খেদমতের কেন্দ্রস্থল বানাবেন। যে দেশে তাদের 
পূর্বপুরুষগণ নিজেদের উত্তমতর শিক্ষা ও ধর্মীয় যোগ্যতা-দক্ষতাগুলো ব্যয় 
করেছেন। যা প্রত্যেক যুগেই তৈরী করেছে গবেষক, পণ্ডিত ও আরেফ 
বিল্লাহ। এই ভারত অদূর ভবিষ্যতে ইলমে হাদীস এবং অন্যান্য জ্ঞানের 
কেন্দ্রস্থলে পরিণত হওয়ার ফায়সালা ছিল। সুতরাং তার এক খাছ শাগরেদ 
মঈনুদ্দীন সিন্ধী হিজায গিয়ে যখন সেখানেই থেকে যাওয়ার ইচ্ছা প্রকাশ 
করলেন, তখন শাহ সাহেব তাকে এ থেকে বারণ করে পত্র লিখেন- স্বদেশে 
না ফেরার ইচ্ছা তোমার যতদূর, তাতে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ এবং এ 
নিয়ে পীড়াপীড়ি করো না, যাবৎ না আল্লাহ তা'আলা তোমাকে কিংবা তোমার 
ঘনিষ্ঠ কাউকে আশ্বস্ত করেন। 


শাহ সাহেবের হাদীসের দরস 

শাহ সাহেব হিজায থেকে ফিরে আসার পর স্বীয় পিতার মাদরাসায়ে 
রূহীমিয়ায় শিক্ষকতা শুরু করেন, যা সে সময় পুরোনো দিল্লীতে সেই মহল্লায় 
অবস্থিত ছিল (বর্তমান যা বিলীন হয়ে গেছে)। কিন্তু কয়েক দিনের মধ্যে 
দিক-দিগন্ত থেকে তালিবে ইলমগণ দলে দলে আসতে থাকে । তখন সেখানে 
স্থান সংকুলান হচ্ছিল না। আল্লাহ তা'আলা এই সৌভাগ্য (অনেক দুর্বলতা ও 
অসহায়ত্বসহ) সম্রাট মুহাম্মদ শাহের ভাগ্যে লিখেছিলেন। তিনি শাহ 
সাহেবকে শহরে এক বিশাল ভবন দিয়ে তাকে শহরে নিয়ে আসেন। তিনি 
সেখানে দরসদান শুরু করেন। মৌলভী বশীরুদ্দীন লিখেন, কোন এককালে 
এই ভবন অত্যন্ত বৈচিত্র্যময় ও আলীশান ছিল। বড় শিক্ষাকেন্্র ও দারুল 
উলুম মনে করা হত। বিদ্রোহ পর্যন্ত এই মাদরাসা তার আসল অবস্থায় বহাল 
ছিল। বিদ্রোহের মধ্যে ভবনগুলো লুটতরাজ করা হয় । কাঠ-কড়া পর্যন্ত মানুষ 
লুট করে নিয়ে যায়। 


Wwww.iscalibrary.com 


মাওলানা আরও লিখেন- আজ বিভিন্ন লোকের ঘর-দুয়ার এখানে তৈরী 
হয়েছে। কিন্তু মহল্লাকে আজও শাহ আবদুল আযীয (র)-এর মাদরাসার 
নামে ডাকা হয়। 

শাহ আবদুল আবীয সাহেবের মালফুযাতের এক স্থানে এই মাদরাসা- 
মসজিদের কথা উল্লেখ আছে। শাহ সাহেব বলেন, “(আমার জন্মের সময়) 
অনেক বুযুর্গ-ওয়ালীআল্লাহ, যারা আব্বাজানের প্রিয়ভাজন ও ঘনিষ্ঠদের অন্ত 
ভুক্ত ছিলেন, যেমন- মুহাম্মাদ আশেক ও মাওলানা নূর মুহাম্মদ প্রমুখ এই 
মসজিদে অবস্থান করতেন’ 

'নুযহাতুল খাওয়াতির' রচয়িতা মাওলানা হাকীম সাইয়িদ আবদুল হাই 
সাহেব (১৩১২ হি/১৮৯৪ খু.) দিল্লী ও তার আশপাশ সফর করেন। ২৬ 
রজবের কর্ম-তালিকায় তিনি লিখেন, “মিয়া সাইয়িদ নযীর হুসাইন সাহেবের 
দরসে থেকে আসার পর আমি মনস্থ করলাম, হযরত মাওলানা ও সকলের 
অভিভাবক, বিজ্ঞমহলের নেতা শাহ আবদুল আধীষ রূহুল্লাহর মাদরাসা 
যিয়ারত করব, যেখানে আমাদের বুযুর্গগণ একের পর এক উপকার লাভ 
করেছেন। গৌরব ও সৌভাগ্যময় মনে করেছেন যার পুণ্যভূমিকে। সেখান 
থেকে জামে মসজিদ ও তার সম্মুখে বিচিত্র রঙের কবর পর্যন্ত গেলেন। এই 
কবর থেকে দু'টি পথ চলে গেছে। একটি ডান পাশে সোজা (শাহ গোলাম 
আলীর) খানকার দিকে । অপরটি বাম দিকে। এ পথ ধরে তিনি অনেক দূর 
চলে গেলেন। সামনে এগিয়ে বাম দিকে ফুলাদ খান মহল্লার সড়ক। সেটি 
সোজা চলে গেছে কুলামহল পর্যন্ত। কুলামহলে আছে আমাদের শায়খুল 
মাশায়িখ মাওলানা ও আমাদের অনুসৃত মুর্শিদের মাদরাসা! এর অবস্থাদৃষ্টে 
স্মরণ হয়ে যায় আল্লাহর বাণী- 

ler 4০০৯৬ এসির তে 0 1৯১০০ ০০ 289 

আল্লাহু আকবার । মহান আল্লাহর অপার কুদরতের কি বিস্ময়কর 
কারিশমা । একদিন আরব-অনারবের লোকজন এ মাদরাসায় তনুমনে পড়ে 
থাকত এবং ফায়দা হাসিল করত। আর আজ তা পড়ে আছে বিরান- 
পরিত্যক্ত । থাকার কেউ নেই এখানে ৷" 

অনন্তর এ বংশেরই এক স্মরণীয় ব্যক্তিত্‌ মাওলানা সাইয়িদ যহীরুদ্দীন 
আহমদ সাহেবের বর্ণনা থেকে উদ্ধৃত করেন, যে মুনহাদীউতে এসব 
হযরতের মাজার রয়েছে, সেখানে মাদরাসাও ছিল। শাহ আবদুর রহীম 
সাহেবের পরে শাহ ওয়ালীউল্লাহ (র) নতুন শহরে আসেন। এই মাদরাসা 
তাকে দেওয়া হয়। তিনি সেখানেই থেকে যান। 

Wwww.iscalibrary.com 


হযরত শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্দিসে দেহলভী (র)-এর জীবন ও কর্ম ৮৭ 


হযরত আবদুল আযীয (র) -এর ভাষায় শাহ সাহেবের কিছু বৈশিষ্ট্য 

আক্ষেপ! শত আক্ষেপ! সমকালীন কোনও স্মারক, ভ্রমণকাহিনী কিংবা 
রোজনামচা সম্মুখে নেই, যার দ্বারা শাহ সাহেবের গুণাবলি, বৈশিষ্ট্য, 
কর্মকাগ্ু-মামুলাত, সময়ানুবর্তিতা ও উঠা-বসার অবস্থা বিস্তারিতভাবে জানা 
যায়। হযরত আবদুল আযীয (র)-এর মালফুযাতে (ফাসীতে) কোথাও 
কোথাও কিছু ইংগিত এসেছে। 

তিনি বলেন, আমি আমার আব্বাজানের মত প্রখর ধীমান স্মরণশক্তির 
অধিকারী কাউকে দেখিনি । শোনার কথা তো অস্বীকার করতে পারি না, তবে 
চাক্ষুষ আমি দেখিনি। জ্ঞানবিদ্যা ও নানামুখী যোগ্যতা ছাড়া 
সময়ানুবর্তিতায়ও তার তুলনা ছিল না। ইশরাকের পর যেভাবে বসতেন, 
দুপুর পর্যন্ত না পা বদলাতেন; না চুলকাতেন আর না থুথু ফেলতেন। প্রত্যেক 
শাস্ত্রে একেকজন লোক তৈরী করে দিয়েছিলেন। সে শাস্ত্রের ছাত্রদেরকে তার 
হাতেই ন্যস্ত করতেন। আর স্বয়ং তিনি হাকীকত-মারেফত বর্ণনা এবং সেসব 
সংকলন রচনায় ব্যস্ত থাকতেন। হাদীস মুতালা“আ ও দরস দিতেন। যে 
বিষয় বিকশিত হয়ে যেত, তা লিখে নিতেন। অসুস্থ হতেন খুব কম৷ মহান 
দাদা ও মুহতারাম চাচা (যিনি চিকিৎসক ছিলেন) মানুষের চিকিৎসা করতেন। 
আব্বাজান এই পেশাকে স্থগিত রাখেন। তবে চিকিৎসা সম্পর্কিত বই-পুস্তক 
মুতালা'আ করতেন। শৈশব থেকেই মন-মানসে স্বচ্ছতা, পরিচ্ছন্নতা ও 
নমনীয়তা ছিল। সুফী ধরনের ছন্দ-কবিতা কম পড়তেন। তবে মাঝে মধ্যে 
কোনও কোনও কবিতা পড়তেন। 


ইত্তিকাল 

অবশেষে এই অমূল্য বরকতময় জীবনের_ যার এক একটি মুহূর্ত ছিল 
অতি মূল্যবান, ইসলাম ও মুসলিম উম্মাহর কল্যাণে নিবেদিত, সুন্নাতে 
আল্লাহর স্মরণ ও ইলায়ে কালিমাতিল্লাহর চিন্তায় বিভোর, তার শুভ সমাপ্তির 
দিন এসে পড়ে । যার ছোবল থেকে 4: 254১ ০১৫; 35 (প্রত্যেক প্রাণীই 
মরণশীল) -এর ঘোষণা ও প্রতিশ্রুতি অনুসারে না কোনও নবী-রাসূল মুক্ত, 
না কোনও ওয়ালীআল্লাহ, না কোন মুজাদ্দিদ, না কোনও মুজাহিদ । ১১৭৬ 
হিজরীর শুরু লগ্ন । মুহররমের শেষ দিন, সেই প্রতিশ্রুত সময় এসে পড়ে । 

হযরত শাহ সাহেব সাময়িক অসুস্থতার পর ষাট বছর বয়সে এই নশ্বর 
পৃথিবীকে বিদায় জানান এবং নিজের প্রাণকে তার সৃষ্টার কুদরতে সমর্পণ 
করেন। 


Wwww.iscalibrary.com 


ৰ 3842 
-486081৮4274091-8 
4৮৮১24০৮১৯৮ 


কোনও স্মারক শ্রন্থে তার এ অসুস্থতা ও মৃত্যুর ঘটনার বিশদ বিবরণ 
পাওয়া যায় না। অধম লেখকের জন্য বড় গৌরব ও কৃতজ্ঞের বিষয় হল, এ 
ব্যাপারে যতখানি ধারণা ও বিবরণ পাওয়া যায়, তার একমাত্র মাধ্যম 
রায়বেরেলীর সাদাত হাসানী কৃতবী এবং আলামুল্লাহ বংশেরই এক বিশিষ্ট 
ব্যক্তিত্ব সাইয়িদ মুহাম্মদ নুমান হাসানীর রচনাবলি, যা এ বংশেরই অপর 
এক বুযুর্গ ও বিখ্যাত ব্যক্তিত্ব হযরত শাহ সাইয়িদ আবু সাঈদ (র)-এর নামে 
শাহ সাহেবের ইন্তিকালের পরপরই দিল্লী থেকে লিখেছিলেন। লেখক হযরত 
সাইয়িদ নুমান ছিলেন মহান মুজাহিদ হযরত সাইয়িদ আহমদ শহীদ (র)- 
এর আপন চাচা । যার উদ্দেশ্যে লেখা, তিনি (হযরত শাহ সাইয়িদ আবু 
সাইদ রে)) ছিলেন হযরত সাইয়িদ সাহেবের আপন নানা । আর হযরত শাহ 
আবু সাঈদ (র) ছিলেন শাহ সাহেবের খাছ সঙ্গী ও মুরীদগণের একজন । যার 
নামে স্বয়ং শাহ সাহেবের একাধিক চিঠিপত্র রয়েছে। উক্ত চিঠিপত্র হুবহু 
পত্রসমগ্র “মাকতুবুল মা“আরিফ' থেকে উদ্ধৃত করা হচ্ছে। 

“বিসমিহী সুবহানাহু তা“আলা! 

সকল প্রশংসা আল্লাহর, তার অফুরন্ত নেয়ামতরাজি ও নিয়তির উপর 
সন্তুষ্ট থাকার এবং সকল বিপদ-আপদে ধৈর্য ধারণের তাওফীক লাভের 
ওপর । অসংখ্য দরূদ-সালাম বর্ষিত হোক শোকরগুযারদের সরদার, অনন্য 
সন্তুষ্ট চিত্ত, ধৈর্যশীলদের দিশারী, পাপীদের সুপারিশকারী এবং উভয় জগতের 
রহমত মুহাম্মদ রাসূলুল্লাহ সে) এবং তার পুতঃপবিব্র সঙগী-সাথীদের প্রতি 
আর তার উত্তরাধিকারী মজবুত উলামায়ে কিরাম ও মুর্শিদ ওয়ালীআল্লাহর 
উপর কিয়ামত পর্যস্ত। . . 

পরকথা আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম, কারামাতওয়ালাদের 
অনুসৃত নেতা, সমকালীন আরিফদের পথপ্রদর্শক, বিশ্ব আউলিয়াদের 
শিরোমণি, যুগশ্রেষ্ঠ কুতুব, বিজ্ঞজনদের প্রিয়পাত্র, আমাদের সরদার ও মুর্শিদ 
শাহ ওয়ালীউল্লাহ ফারুকী বারো শতকের মুজাদ্দিদ (রা)-এর অন্তিম যাত্রার 
বিবরণ যদি যুগের ভায়েরীতে মুদ্রিত হয়, তাহলে আমরা নিঃস্ব অসহায়দের 
মত হয়ে যাব। 


বমি ২২১৭ তর MA ১২৪ ৩ 


Wwww.iscalibrary.com 


হযরত শাহ ওয়ালী উল্লাহ যুহান্দিসে দেহলভী (র)-এর জীবন ও কর্ম ৮৯ 


আক্ষেপ! আল্লাহ পাকের কি বিস্ময়কর অমুখাপেক্ষীতা! এমন অনুসৃত 
দিশারীর আত্মাকে মাত্র বাষষ্টি বছরের সংক্ষিপ্ত জীবনে 443.) ০৯4] 
৯৮০৭ 4৮৭ (সূরা ফাজর : ২৮)-এর আহ্বান শুনিয়ে দেওয়া হল। 
বিদ'আতী ও গোমরাহ-পথভ্রষ্টদেরকে খুশি আর দীনদার-ধর্মপ্রাণদেরকে 
ব্যথিত করা হল অর্থ মুহররমের শেষ দিন ১১৭৬ হিজরী শনিবার দ্বিপ্রহরের 
সময় আল্লাহ পাকের হুকুমে হযরতের পুণ্যময় আত্মা মাটির দেহ ছেড়ে 
জান্নাতের উচ্চাসনে নিজের বাসস্থান বানিয়ে নিয়েছে। 

সকল সঙ্গী-সাথী ও শুভাকাজ্জীদের অবস্থা হযরতের বিদায়-বিরহে 
এতটাই বিধ্বস্ত ও ক্ষত-বিক্ষত ছিল যে, তা ভাষায় ব্যক্ত করা অসন্ভব। 
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার উপর এবং তার সহযোগীদের 
উপর আল্লাহর রহমত বর্ষিত হোক । লেখার উদ্দেশ্য হচ্ছে, আল্লাহ তা'আলার 
অপার অনুগ্রহ এবং রাসূলে কারীম (স)-এর দয়ায় স্বয়ং হযরতের চেষ্টা- 
সংগম নিজের প্রতি আকৃষ্ট করেছে। যিলকদ মাসে বড়হান গিয়ে হস্তচুম্বনের 
সৌভাগ্য লাভ করেছি। ধন্য হয়েছি মহান এই বুযুর্গের সাহচর্য লাভে । নিজের 
অবস্থায় প্রভূত উন্নতি লক্ষ্য করেছি হযরতের তাওয়াজ্জুহ ও অন্তর্দষ্টিতে ৷ 
সেখান থেকে হযরত চিকিৎসার উদ্দেশ্যে ৯ ঘিলহজ্জ দিল্লীতে বাবা 
ফযলুল্রাহর বাড়িতে রওশন দৌলাহ মসজিদের আঙ্গিনায় (যা সাদুল্লাহ খান 
চত্বরে অবস্থিত) তাশরীফ রাখেন। সুযোগ্য পুত্রদের মধ্য থেকে মিয়া মুহাম্মদ 
সাহেব, মিয়া আবদুল আযীয ও মিয়া রফীউদ্দীন আর মুরীদ ও 
শুভাকাজ্জীদের মধ্যে মিয়া মুহাম্মদ আশেক, মিয়া মুহাম্মদ ফায়েক, মিয়া 
মুহাম্মদ জাওয়াদ এবং খাজা মুহাম্মদ আমীন প্রমুখ ঘনিষ্ঠজন খেদমতে 
উপস্থিত ছিলেন। এই খাদেম এবং-মীর মুহাম্মদ আতীক ও মীর কাসেম 
আলী (যারা হযরতের কাছে তার জীবন সায়াহ্ে বায়'আত হওয়ার সৌভাগ্য 
লাভ করেছিলেন) প্রতিদিন হাজিরা দেওয়া ও খেদমত করার খোশনসীব 
অর্জন করেছিল! আমার স্নেহাস্পদ! এই শেষ মজলিস ছিল অত্যন্ত 
বরকতপূর্ণ ও কল্যাণকর ৷ ফিরিশতা ও পুণ্যাত্মাদের অবতরণ বরাবরই 
অনুভূত হত । বৃষ্টির মত বর্ষিত হত তীর ভালবাসা ও রহমতের নিঃশ্বাস আর 
কল্যাণ ও বরকতের বারিধারা । প্রায় আহলে নিসবত শুভাকাজ্জীগণ তাদের 
সঠিক জ্ঞান দিয়ে তা উপলব্ধি করতেন। 

বড় আক্ষেপ! আহলুল্লাহ ও আরেফ বিল্লাহ তো সর্বকালেই হয়ে থাকে । 
কিন্তু আল্লাহর এমন খাঁটি প্রিয় বান্দা, যিনি ছিলেন একদিকে বহু প্রশংসিত 
গুণাবলির অধিকারী; অপরদিকে কুরআন-সুন্নাহর ইলম-জ্ঞানে মুজতাহিদে 


Wwww.iscalibrary.com 


মুতলাক-এর মর্যাদায় অধিষ্ঠিত, হাকায়েক ও মা'আরিফের উত্তাল সমুদ্র এবং 
অন্যান্য জ্ঞানের খরস্রোতা সাগর কোন্‌ শতকে জন্ম নিয়েছেন? 


২১৫! এ মাতে সহ 
২২৯ এ৬৬।এ১৩- 


বন্ধুদের উচিৎ সবর ও ধৈর্যশীলতা অবলম্বন করা, শায়খের সাহচর্যকে 
পুরোপুরি সাহসিকতার সাথে অনুভবে রেখে নির্দিষ্ট মুরাকাবায় নিমগ্ন হওয়া। 
ইনশাআল্লাহ সাহচর্য ও. সংশ্রবের কল্যাণের ধারা জারি থাকবে৷ যেমনটি 
জানা যায় হযরতের কোনও কোনও পুস্তিকা থেকে । 

আলহামদুলিল্লাহ! আপনার প্রতি হযরতের সন্তুষ্টি এবং আপনার প্রতি 
হযরতের উচ্চ অন্তর্দৃষ্টি বর্ণনার উর্ধ্বে পেয়েছি প্রায় সময় আপনার অবস্থা 
জিজ্ঞাসা করতেন। আউলিয়ায়ে কিরামের যুদ্ধ এবং আপনার রণাঙ্গণের 
কেন্দ্রস্থলে পৌঁছা আর ফিতনার আগুন থেকে আপনার পবিত্র কদম মুক্ত হয়ে 
যাওয়ার ঘটনা চমৎকার ভাষায় বর্ণনা করতেন। সম্ভবঃ হযরতের অন্তরে 
আপনার সাথে শেষ সাক্ষাতের বাসনা ছিল। কেননা, একবার বলেছিলেন, 
“মীর আবু সাঈদ সাক্ষাতে আসার ইচ্ছা পোষণ করে। শীঘই এলে ভাল হত।* 

বন্ধু! হযরতের প্রকাশ্য সংস্পর্শ থেকে তো আজ বঞ্চিত। তবে হযরতের 
রচনাবলির সংখ্যা নব্বই বরং তদপেক্ষাও বেশি। ধর্মীয় জ্ঞান অর্থাৎ তাফসীর 
ও.উসূল, ফিকাহ ও কালাম এবং হাদীস সম্পর্কে হজ্জাতুল্লাহিল বালিগাহ, 
আসরারে ফিকাহ, মানসূর (উদ্দেশ্য অজ্ঞাত একটি কিতাব), ইযালাতুল খফা 
আন খেলাফাতিল খুলাফা ও তরজমায়ে কুরআন -তন্ধ্যে প্রত্যেকটিরই 
কলেবর আশি/নব্বই খণ্ড হবে। হাকায়েক ও মা‘আরেফ সম্পর্কে অন্যান্য 
পুস্তিকা যেমন- আলতাফুল কুদস, হামআতু ফুয়ুষিল হারামাইন, আনফাসুল 
আরেফীন প্রভৃতি, যেগুলো হযরতের সাহচর্য ও বরকতের ইংগিত করে। 
এসবের ব্যাপারে আপনি সাহস সঞ্চয় করুন যে, এগুলোকে লিখে ছাপিয়ে 
প্রচার করবেন। এ কাজ সামান্য মনোযোগিতার দ্বারাই বাস্তবায়িত হয়ে 
যাবে । আল্লাহ তা“আলাই ভাল জানেন, ইসলামের ইতিহাসে এরূপ কিতাবাদি 
রচিত হয়েছে কি না? যেমনটি অভিজ্ঞ মহল স্বীকার করেন। হযরত যে 
বিষয়েই কলম ধরেছেন, তা মূলনীতির মর্যাদা রাখে। 

এ অধম, শায়খ পুত্রগণ এবং হযরতের প্রিয়ভাজনদের (হযরতের সাথে 
আপনার অশেষ সম্পর্কদৃষ্টে) বিশ্বাস যে, আপনি এই প্রলয়ঙ্করী দুর্ঘটনার 
সংবাদ শোনামাত্র ফাতিহা পাঠ ও পবিত্র কবর যিয়ারতের লক্ষ্যে দিল্লীর পথে 


Wwww.iscalibrary.com 


হযরত শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্দিসে দেহলভী (র)-এর জীবন ও কর্ম ৯১ 


রওয়ানা. হয়ে যাবেন। এজন্য অপেক্ষায় থাকব । যদি শীঘ্রই আসেন, তবে 
মনিবের মহান সাক্ষাতে আমিও তাৎক্ষণিক খুশী হব। যদি আসতে বিলম্ব হয়, 
তবে অবহিত করবেন । কারণ, আমি অধমও স্বদেশে ফেরার ইচ্ছা করছি। 
আবু সাঈদকে লিখে দিন, আপনার নামে হযরতের যতগুলো পত্র আছে, তার 
প্রতিলিপি অবশ্যই পাঠাবেন। যাতে করে সেগুলোকে ‘পত্র সমগ্রে' সন্নিবেশিত 
করা যায়। হযরত মিয়া আহলুল্লাহ সাহেব অন্যান্য বন্ধু-আহবাব, শুভাকাজ্কী 
ও পুত্রদের পক্ষ থেকে নাম ধরে সালাম পৌঁছাবেন। ভাই মুহাম্মদ মঈনের 
অন্তিম যাত্রা বিয়োগান্ত অবস্থা আমি হযরতের খেদমতে বড়হানায় আরয 
করেছিলাম। হযরত তার মাগফিরাত কামনায় সওয়াব রেছানী করেছিলেন 
এবং শোক প্রকাশ করেছিলেন।” 

শাহ সাহেবের ইন্তিকাল হয়েছে ২৯ মহররম ১১৭৬ হিজরী শনিবার দিন 
দিপ্রহরের সময় (২১ আগস্ট ১৭৬২ খৃ.) । যেমনটা উল্লেখিত পত্র থেকে জানা 
গেছে। শাহ আবদুল আযীয সাহেব (র) এর মালফুযে রয়েছে, 

‘শোহ সাহেব) ২৯ মহররম ইন্তিকাল করেছেন। তীর মৃত্যু তারিখ 
উ-বৃদ ইমাম আযমে দীন’ এবং “হায় দিলে রোযেগারে রফত' থেকে বের 
হয়। ২৯ মহররম দ্বিপ্রহরে তার মৃত্যুদিবস ও সময় ছিল। 


দাফন 

তাকে দাফন করা হয়েছে দিল্লী তোরণের বামদিকে সেই স্থানে, যাকে 
মুনহাদিয়া বলা হত। যেখানে এই কবরস্থান অবস্থিত, সেখানে কোন এক 
সময় হযরত শাহ আবদুর রহীম (র)-এর নানা শায়খ আবদুল আযীয 
শোকরবারের খানকাহ ছিল। আজও তার কেন্দ্রস্থল অনতিদূরেই রয়েছে। 
পরবর্তীতে শায়খ রফীউদ্দীন সাহেব এখানেই অবস্থান নেন। ওয়ালীউল্লাহ 
বংশের বাসস্থানও ছিল এখানেই ৷ শাহ ওয়ালীউল্লাহ সাহেব এখানে বসবাস 
ছেড়ে দিয়ে শাহজাহানাবাদে গিয়ে বসবাস শুরু করেন। এই মুনহাদীর 
কবরস্থানেই শাহ সাহেবের চার পুত্র স্বয়ং শাহ সাহেবের সম্মানিত পিতা শাহ 
আবদুর রহীম সাহেবের কবর অবস্থিত, যার উপর শিলালিপি স্থাপিত আছে। 
তাতে লিখা আছে তাদের মৃত্যুর সন-তারিখ। সেখানে এসব হযরত ছাড়াও 
তাদের বংশের অন্যান্য লোকজন ও নারী-পুরুষের কবর রয়েছে। পাশেই 
মসজিদ। যার আশপাশে ছড়িয়ে আছে অনেক উলামায়ে কিরাম, নেককার 
বুযুর্গ এবং ওয়ালীউল্লাহ বংশের প্রতি শ্রদ্ধাশীল মানুষের বহু কবর ৷ দিন দিন 
তা বেড়েই চলেছে। 

Wwww.iscalibrary.com 


পঞ্চম অধ্যায় 


শাহ সাহেবের সংস্কার কর্ম 
আকীদা সংশোধন ও কুরআনের পথে দাওয়াত 


শাহ সাহেবের সংস্কারকর্মের প্রশস্ততা 

শাহ সাহেবের দ্বারা আল্লাহ তা'আলা সংস্কার ও জাতির সংশোধন, 
দীনের সঠিক জ্ঞানের পুনজীবন, নববী জ্ঞানের প্রচার-প্রসার এবং তৎকালীন 
সময় ও জাতির চিন্তাধারায় এক নবজীবন ও সজীবতা সৃষ্টির যে মহান কাজ 
নিয়েছেন, তার পরিধি এত ব্যাপক-বিস্তৃত, তার শাখা-প্রশাখা এত ব্যাপৃত, 
যার নযীর কেবল সমকালই নয় বরং পূর্বকালের প্রবীণ উলামায়ে কিরাম ও 
লেখকদের মধ্যেও কম দেখা যায়। এর কারণ অবশ্য (আল্লাহ তা'আলার 
তাওফীক ও অদৃশ্য সিদ্ধান্ত ব্যতিত) এই যুগের অবস্থা-পরিস্থিতির চাহিদাও 
হতে পারে, যা শাহ সাহেবের সময়কালে দেখা দিয়েছে সেই স্বয়ংসম্পূর্ণতা, 
উচ্চ সাহস ও বিশেষ শিক্ষা-দীক্ষাও হতে পারে, যা ছিল শাহ সাহেবের 
খোদাধদত্ত স্বতন্ত্র বৈশিষ্ট্য। এসব কারণে শাহ সাহেব ইলম-আমলের 
এতগুলো ময়দানে সংস্কার ও সংশোধনমূলক কার্যক্রম আঞ্জাম দিয়েছেন যে, 
তার জীবনী রচয়িতা এবং ইসলামের দাওয়াত ও সংহতির ইতিহাসের উপর 
যারা কলম ধরেছেন, তাদের জন্য সেসব পরিবেষ্টন ও সেসবের ব্যাখ্যা- 
বিশ্লেষণমূলক পর্যালোচনা চালানো বিরাট কঠিন অনুভূত হয়েছে। আর যে 
এরূপ ইচ্ছা করবে, তার অনিচ্ছায়, অজান্তে নিমোক্ত ফার্সী কবিতার সাথে 
অনুযোগই উচ্চকিত হবে- 

কৰি বলেন, 


২/৬৯৯-৯১২৬১৬ 


হার 
আমরা যদি সেগুলোকে পৃথক পৃথক শিরোনামে বর্ণনা করি, তাহলে 
নিম্নরূপ হবে। 
১. আকীদা সংশোধন ও কুরআনের পথে দাওয়াত। 
২. হাদীস ও সুন্নাতের প্রচার-প্রসার। ফিকহ ও হাদীসের মাঝে 
সামঞ্জস্য বিধানের প্রয়াস ৷ 
Wwww.iscalibrary.com 


হযরত শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্দিসে দেহলভী (র)-এর জীবন ও কর্ম ৯৩ 


৩. ইসলামী. শরীয়তের মজবুত ও স্বপ্রমাণ বিশ্লেষণ। হাদীস ও 
সুন্নাতের তত্ব-রহস্য ও উদ্দেশ্যের পর্দাচ্ছেদ। 

8. ইসলামে খেলাফতের আসনের ব্যাখ্যা। খেলাফতে রাশেদার 
বৈশিষ্ট্যাবলি ও তার প্রমাণ । বিদ“আত প্রতিরোধ । 

৫. রাজনৈতিক বিশৃঙ্খলা ও মোঘল শাসনামলে শাহ সাহেবের মুজাহিদ 
ও নেতাসুলভ কৃতিত্ব ৷ 

৬. উম্মতের বিভিন্ন শ্রেণীর পরিসংখ্যান এবং তাদেরকে সংস্কার- 
সংশোধন ও বিপ্লবের দাওয়াত প্রদান। 

৭. বিদগ্ধ উলামায়ে কিরাম ও সিংহপুরুষদের শিক্ষা-দীক্ষা ও প্রশিক্ষণ 
দান, যারা তার পরবর্তীতে জাতির সংশোধন ও দীন প্রচারের কাজ 
চালু রাখবে। | 

আমরা সর্বপ্রথম ‘আকীদা সংশোধন ও কুরআনের পথে দাওয়াত’ 

শিরোনামটি আলোচনায় নিচ্ছি। কেননা দীন সংরক্ষণ ও সংস্কার এবং 
উম্মতের সংশোধনের কাজ যে যুগে আর যে দেশেই শুরু করা হোক, তা 
প্রথম স্তরের প্রয়োজন বলে স্বীকৃত হবে। অন্যথায় একে বাদ দিয়ে দীন-ধর্ম 
ও জাতির পুনর্জাগরণের যে কোন প্রচেষ্টাই চালানো হবে, সবই জলছবি ও 
ভিত্তিহীন প্রাসাদ গণ্য হবে। কুরআন মজীদ আসম্িয়ায়ে কিরামের ঘটনাবলি ও 
কথোপকথন দ্বারা এবং নির্ভরযোগ্য ইতিহাস নবী-রাসূলগণের প্রতিনিধি ও 
হক্কানী উলামায়ে কিরামের শিক্ষা-দীক্ষা কার্যক্রম ও কর্মকৌশল দ্বারা একথাই 
প্রমাণ করেছে। আর তা কিয়ামত পর্যন্ত সেসব সংস্কার ও সংশোধনমূলক 
কর্মকাণ্ডের অনুসৃত আদর্শ (কর্মনীতি) হয়ে থাকবে, যার চেতনা হবে নববী 
আর নেযাম (ব্যবস্থাপনা) হবে কুরআনী । 


আকাইদের গুরুত্ব 

গ্রন্থকার এ প্রসঙ্গে তার পুরোনো একটি রচনার সারসংক্ষেপ উপস্থাপন 
করে ক্ষ্যান্ত হবেন। 

“এই ধর্মের সর্বপ্রথম বৈশিষ্ট্য ও প্রকাশ্য নিদর্শন হল, আকীদার উপর 
জোর ও কড়াকড়ি আরোপ আর সর্বপ্রথম এ বিষয়টি অনুধাবন ও বুঝে 
নেওয়ার তাগিদ আছে। হযরত আদম আ. থেকে নিয়ে সর্বশেষ নবী মুহাম্মদ 
(স) পর্যন্ত সকল নবী-রাসূল (ওহীর মাধ্যমে প্রাপ্ত) একটি সুনির্দিষ্ট আকীদা- 
বিশ্বাসের প্রতি দাওয়াত দিতেন এবং এর দাবী করতেন। এর বিরোধিতায় 
কোন প্রকার পশ্চাদগামিতা ও ছাড়দানে প্রস্তুত হননি। তাদের নিকট উত্তম 
থেকে উত্তমতর আদর্শ জীবন এবং উন্নত থেকে উন্নততর ইসলামী কৃতিত্বের 


Wwww.iscalibrary.com 


ধারক, সৎকাজ, কল্যাণ, নিরাপত্তা ও যৌক্তিকতার জীবন্ত ছবি ও আদর্শ 
মানব- চাই তার দ্বারা কোনও উন্নত রাজত্ব প্রতিষ্ঠা, কোনও আদর্শ সমাজ 
বিনির্মাণ ও কোনও ফলপ্রসূ বিপ্লব সংঘটিত হয়ে থাক- ততক্ষণ পর্যন্ত তার 
কোনও মর্যাদা ও মুল্য নেই, যাবৎ না তার আনীত আকীদাগুলো মেনে চলবে, 
যার দাওয়াত তার জীবনের মুখ্য বিষয়। তদ্রুপ যাবৎ না তার এ সকল চেষ্টা 
সংগ্রাম কেবল সেই আকীদার ভিত্তিতেই হবে। এটাই সেই পার্থক্যকারী 
সীমানা, সুস্পষ্ট ও উজ্জ্বল দাগ-খতিয়ান, যা আম্িয়ায়ে কিরামের দাওয়াত এবং 
জাতীয় দিক-নির্দেশক, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিপ্লবী নেতা আর প্রত্যেক এ 
ব্যক্তির মাঝে টেনে দেওয়া হয়েছে, যার চিন্তাধারা ও জ্ঞান-গবেষণার উৎস 
আস্ষিয়ায়ে কিরামের শিক্ষা ও তাদের জীবনাদর্শের বদলে অন্য কিছু হবে ৷” 

বস্তুতঃ আশ্থিয়ায়ে কিরামের মাধ্যমে যে ইলম-জ্ঞান ও মা'আরিফ 
মানবজাতির কাছে পৌঁছেছে, তন্মধ্যে সবচেয়ে উঁচু, জরুরী ও গুরুত্বপূর্ণ ইলম 
হচ্ছে আল্লাহ তাআলার যাত, সিফাত (সত্বা ও গুণাবলি), তার কাজকর্মের 
জ্ঞান এবং সেই বিশেষ সম্পর্ক নির্ণয় করা, যা এক শ্রষ্টা ও সৃষ্টি আর এক 
বান্দা ও উপাস্য মাবুদের মাঝে থাকতে হয়। এই ইলম সবচেয়ে বড় ও 
উৎকৃষ্টতর। কেননা এর উপর মানব জাতির সৌভাগ্য, পার্থিব কল্যাণ ও 
পরকালীন মুক্তি নির্ভরশীল। এটাই আকাইদ, আমলসমূহ, চরিত্র ও সভ্যতার 
ভিত্তি। এর মাধ্যমেই মানুষ তার বাস্তবতা উপলব্ধি করতে পারে । বিশ্বজগতের 
ব্যাপৃতি ও জীবনের রহস্য বুঝে । এর দ্বারাই মানুষ এ জগতে নিজের অবস্থান 
নির্ণয় করে। এরই ভিত্তিতে নিজের স্বজাতি ও সমমনাদের সঙ্গে সম্পর্ক গড়ে 
তোলে । আপন জীবনের গন্তব্য ও মতাদর্শের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ এবং পূর্ণ 
টা দূরদর্শিতা ও বিশ্লেষণের সাথে নিজের লক্ষ্য স্থির করে। (দত্তরে 

হায়াত -৬০ গ্রন্থে সংশ্লিষ্ট বিষয়ে দলীল প্রমাণ দেওয়া হয়েছে ।) 

বিশেষতঃ এই উম্মতের সাথে মহান আল্লাহ তা'আলার যে বিশেষ 
সম্পর্ক, সমর্থন, সাহায্য, সন্তুষ্টি, ভালবাসা, বিজয় ও ইজ্জতের গুরুত্বপূর্ণ 
প্রতিশ্রুতি রয়েছে, তা কেবল সঠিক আকীদা-বিশ্বীস, ঈমানী চেতনা ও 
গুণাবলি বিশেষভাবে খালেছ ও নিক্বলুষ আকীদায়ে তাওহীদ (একতৃবাদের 
বিশ্বাস)-এর উপর ভিত্তিশীল । আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন, 


০৯৪৭ ES 0] 09০9। ৫31২৯5331১4 5 
‘আর তোমরা নিরাশ হয়ো না, কোন চিন্তাও করো না। তোমরাই বিজয়ী 
হবে যদি (খাঁটি) মুমিন হও ৷’ (সুরা আলে ইমরান : ১৩৯) 


Wwww.iscalibrary.com 


হযরত শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্দিসে দেহলভী রে)-এর জীবন ও কর্ম ৯৫ 


০0531 oo সাল এপ] 190০3 ০9৮০ 155 (৪৯1 এ ৯০৪ 
এ ৪৯ ১০৭ ০০৫৭৫10১529 7885 0০ 0৯ ABS LS 
0588] pa এও AS এ AS 043 ৯ এ 9055৪ sgl 
“তোমাদের মধ্যে যারা ঈমান আনয়ন করবে এবং সৎকর্ম করবে, আল্লাহ 
তা'আলা তাদের সঙ্গে অঙ্গীকার করেছেন যে, তাদেরকে ধরাপৃষ্ঠে রাষ্ট্রশাসক 
বানাবেন, যেমন বানিয়েছিলেন তাদের পূর্ববর্তী লোকদের। আর তাদের 
দীনকে করবেন সুদৃঢ-মজবুত, যা তিনি তাদের জন্য মনোনীত করেছেন। 
ভয়-ভীতির পর তিনি তাদেরকে নিরাপত্তা দান করবেন। তারা আমার 
উপাসনা করবে; আমার সাথে অন্য কাউকে শরীক করবে না। অনন্তর যারা 
কুফরী করবে, তারাই হবে পাপাচারী-ফাসিক।' (সূরা আন-নূর : ৫৫) 
আমিয়ায়ে কিরামের সত্যবাদী নায়েব ও প্রতিনিধি এবং হক্কানী আলেমগণ, 
যারা আল্লাহর দীনের স্বভাব-চাহিদা সৰ্ম্পকে জ্ঞাত থাকেন, তারা একে কোথাও 
প্রতিষ্ঠিত করার লক্ষ্যে প্রথমে সেখানকার মাটিকে সম্পূর্ণরূপে পরিচ্ছন্ন ও 
সমতল করেন। তারা শিরক ও অজ্ঞতার শেকড় ও মূলগুলো (চাই প্রাচীন 
পৌত্তলিকতার নতুন সংস্করণ হোক কিংবা জাতীয় ও স্থানীয় প্রভাবের পরিণতিই 
হোক) খুঁজে খুঁজে বের করেন এবং তার এক একটি খুঁড়ে খুঁড়ে উপড়ে ফেলেন। 
সেই সাথে মাটিকে সম্পূর্ণরূপে ওলটপালট করে দেন। এ কাজে তাদের যতই 
বিলম্ব হোক এবং যত কষ্ট-যাতনা ভোগ করতে হোক না কেন। তারা সে ফসল 
ঘরে তুলতে কখনও তড়িঘড়ি ও অধৈর্যের সঙ্গে কাজ করেন না । 
শিরক (নানা রূপে) মানব জাতির সবচেয়ে ভয়াবহ ও পুরনো রোগ । তা 
আল্লাহর কুদরতের আত্মমর্যাদাোবোধ এবং ক্রোধানল প্রজ্ঘ্বলিত করা ছাড়াও 
বান্দাদের আত্মিক, চারিত্রিক, সভ্যতা-সাংস্কৃতিক উন্নতির পথে বিরাট বড় 
অন্তরায়। এই শিরক মানুষের শক্তি-ক্ষমতার গলা টিপে ধরে। তাদের 
যোগ্যতাসমূহকে খুন করে। একচ্ছত্র ক্ষমতার অধিকারী মহান আল্লাহ 
তাআলার উপর তার আস্থা, আত্মবিশ্বাস ও আত্মপরিচয়ের যবনিকাপাত 
ঘটায়। সর্বশ্রোতা, সর্বদৃষ্টা, সর্বশক্তিমান সর্বজ্ঞ, সর্বোত্তম দয়ালু ও দাতা, 
মার্জনাকারী ও মহব্বতকারী আল্লাহর নিরাপদ ও কঠোর নিরাপত্তা ও নিশ্চিন্ত 
আশ্রয় থেকে বের করে দেয়। তার অফুরন্ত গুণাবলি, অবিনশ্বর ধনভাণ্ডারের 
কল্যাণ থেকে বঞ্চিত করে। আশ্রয় গ্রহণে বাধ্য করে দুর্বল-অক্ষম, নিঃস্ব- 
অসহায়, দৈন্য-নগণ্য সৃষ্টিজীবের ছায়াতলে । যাদের ঝোলায় কিছুই নেই। 


Wwww.iscalibrary.com 


নতুন করে তাওহীদের দাওয়াত ও প্রচারের প্রয়োজনীয়তা 

গ্রন্থকার শায়খুল ইসলাম হাফিয ইবনে তাইমিয়া রহ. সম্পর্কে রচিত 
তারীখে দাওয়াত ও আমীমতের দ্বিতীয় খণ্ডে “ইমাম ইবনে তাইমিয়া (র)-এর 
যুগে শিরকী আকীদা-বিশ্বাস ও রুসম-রেওয়াজ” শিরোনামে নিম্নোক্ত 
আলোচনা উদ্ধৃত করেছেন। 

“অমুসলিম ও অনারব জাতিসমূহের সংমিশ্রণ, ইসমাঈলী এবং বাতেনী 
রাজত্ বিস্তার ও প্রভাব, পাশাপাশি জাহেল, মূর্খ ও গোমরাহ সৃফীদের শিক্ষা- 
দীক্ষা ও আমলের দ্বারা সাধারণ মুসলমানদের মাঝে শিরকী আকীদা-বিশ্বাস, 
ধ্যান-ধারণা ও রীতিনীতির প্রচলন বেড়ে চলছিল । অনেক মুসলমান তাদের 
ধর্মীয় দিশারী, পথপ্রদর্শক, তরীকতের মাশায়িখ, আউলিয়ায়ে কিরাম ও 
বুযুর্গানে দীনের ব্যাপারে এমন ধরনের উচ্চ পর্যায়ের আর শিরকী ধ্যান- 
ধারণা ও আকীদা পোষণ করছিল, যেমনটি ইয়াহুদী-খৃস্টানরা হযরত ঈসা 
আ., হযরত উযায়ের আ. এবং পোপ-পান্রীদের ব্যাপারে বিশ্বাস রাখত। 
বুযুর্গানে দীনের মাজারে যেসব অপকর্ম চলত, তা ছিল সেসব রুসম- 
. রেওয়াজের এক স্বার্থক প্রতিফলন, যা চলত অমুসলিমদের উপাসনালয়ে এবং 
পুণ্যবান ব্যক্তিবর্গের কবরে। কবরবাসীদের কাছে প্রকাশ্যে সরাসরি সাহায্য- 
প্রার্থনার কাজ চলত । তাদের কাছে নানা আবেদন-নিবেদন, ফরিয়াদ, তাদের 
দেখা দেওয়া, মনোবাঞ্ছা পূরণের আরাধনার প্রচলন হয়ে গিয়েছিল। তাদের 
কবরের উপর বড় বড় মসজিদ নির্মাণ, তাদের কবরকে সিজদার স্থান 
বানানো, সেখানে প্রতিবছর মেলার আয়োজন করা এবং দূর-দৃরান্ত থেকে 
সফর করে সেখানে আগমনের প্রথা চালু হয়েছিল। প্রকাশ্যে কবর পূজা, 
আল্লাহর প্রতি অভয় আর মাজারওয়ালার প্রতি ভয়ভীতি, আল্লাহ এবং 
খোদায়ী নিদর্শনের সঙ্গে ঠাট্টা-বিদ্রুপ, ভ্রক্ষেপহীনতা, দাস্ভিকতা, বুবুর্গদের 
প্রতি প্রভুত্বের পর্যায়ে বিশ্বাস, বিভিন্ন মাজারে হজ্ব পালন, আবার মাঝে মধ্যে 
একে বাইতুল্লাহর হজ্জের উপর প্রাধান্য দান, কোথাও কোথাও 
মসজিদসমূহের বিলুপ্তি, ব্যক্তি পূজা, দরগাহ ও মাজারের সাজ-সঙ্জার প্রতি 
গুরুত্ব দান ইত্যাদি, এই যুগের (নব্য) জাহেলী জীবনের সেই রূপরেখা ছিল, 
যা দেখার জন্য অনেক দূরে যাওয়া এবং খুব বেশি চিন্তা-ভাবনার সাথে কাজ 
করার প্রয়োজন হত না!” 

এ ছিল মিসর, সিরিয়া ও ইরাকের মত দেশগুলোর অবস্থা, যা সাহাবায়ে 
কিরাম (রা) তাদের বরকতময় হাতে জয় করেছিলেন, যা ছিল ইসলামের 
কেন্দ্র, অহী অবতরণস্থল এবং রাসূলে কারীম (স)-এর বাসস্থানের সন্নিকটে 
ও সম্পৃক্ত । যেখানের ভাষা ছিল আরবী । যেখানে কুরআন অবতীর্ণ হয়েছে। 


Wwww.iscalibrary.com 


দেহলভী (র)-এর জীবন ও কর্ম ৯৭ 


OBS SUE SUS SL eS NESE 

পক্ষান্তরে সেই (বারো হিজরী শতকের) ভারতবর্ষের অনুমান করাও 
কঠিন নয়, যেখানে শাশ্বত ইসলাম এসে পৌঁছেছে তুর্কিস্তান, ইরান ও 
আফগানিস্তানের সীমানা পেরিয়ে এবং নিজের বিরাট সজীবতা ও শক্তিক্ষমতা 
হারিয়ে সেসব লোকের মাধ্যমে, যারা সরাসরি নবুওয়াতের আলোকরশ্মি ও 
বরকতে উপকৃত হয়নি। যাদের অনেকেই তার বংশগত ও সাম্প্রদায়িক 
প্রভাব থেকে পুরোপুরি মুক্ত হতে পারেনি। তাছাড়া ভারতবর্ষে হাজার বছর 
ধরে এমন এক ধর্মমত, দর্শন ও সভ্যতা রাজত্ব করছিল, যাদের রন্ধে রক্ধে 
সক্রিয় বিরাজমান ছিল পৌত্তলিকতা ও শিরক । যারা এই শেষ শতকগুলোতে 
হয়ে গিয়েছিল পৌত্তলিকতার সবচেয়ে বড় নেতা, প্রাচীন বর্বরতার রক্ষক ও 
পৃষ্ঠপোষক । সেখানে ভারতবর্ষের মুসলিম জনবসতির বিরাট এক অংশ 
বারহামানিয়া মতাদর্শ ও অন্যান্য মুশরিকসুলভ পরিবেশ থেকে বের হয়ে 
ইসলামের ছায়াতলে দীক্ষিত হয়েছিল। অধিকন্তু মনে রাখতে হবে, (সুদীর্ঘ 
সময় ধরে) কুরআন-হাদীসের সাথে সরাসরি সেই সম্পৃক্ততা ছিল না 
এদেশের, যা ছিল ইরানের প্রভাবে হিকমত ও ইউনানী দর্শনের সাথে । ধর্মীয় 
জ্ঞান-বিদ্যায় যদি তার শিক্ষামূলক ও আক্ষরিকভাবে সম্পৃক্ততা থেকেও 
থাকে, তথাপি ফিকহ, উসূলে ফিকহ ও ইলমে কালামের সাথে, যার বিষয়বন্ত 
ও আলোচনার ক্ষেত্র মাসাইল ও জুষিয়্যাত এবং মাসাইল উদ্ভাবনের মূলনীতি 
ও আকাঈদের উপর দার্শনিক আলোচনার সাথে আকীদা সংশোধন ও 
একতৃবাদের প্রাথমিক দাওয়াত নেই। 

ভারতবর্ষের ধর্মমত, দর্শন এবং এখানকার রুসম-রেওয়াজ ও স্বভাব- 
রীতির যে প্রভাব পড়েছিল দশ হিজরী শতকে মুসলিম সমাজের ওপর, তার 
অনুমান করা যায় হযরত মুজাদ্দিসে আলফেসানী (র)-এর পত্র থেকে, যা 
তিনি এক পুণ্যবতী মহিয়সী নারীর নামে লিখেছেন । যার দ্বারা শিরকী রুসম- 
রেওয়াজের সম্মান, গাইরুল্লাহর কাছে সাহায্য প্রার্থনা ও প্রয়োজন পূরণের 
প্রত্যাশা, কাফিরদের উৎসবের দিনের সম্মান ও তাদের রীতিনীতির অনুকরণ, 
বুযূর্গদের উদ্দেশ্যে জীবজন্ত মান্নত ও যবাহকরণ, পীর ও তার বিবিদের 
উদ্দেশ্যে রোযা রাখা, বসন্ত রোগকে ভয় ও তার সম্মান প্রদর্শন (যাকে বসন্ত 
রোগের দায়িত্বশীল দেবতা মনে করা হত) এর হিন্দুয়ানা মানসিকতা ও 
সন্দেহ প্রবণতার ধারণা হয়। যা প্রবিষ্ট হয়ে গিয়েছিল মুসলমানদের ঘরে 
ঘরে। এ যুগে এবং শত বছর অতিক্রান্ত হওয়ার পর, কুরআন-হাদীসের 
সাথে সরাসরি মজবুত ও ব্যাপক সম্পর্ক তৈরী না হওয়ার কারণে ঈমান- 
জেন Wwww.iscalibrary.com 


কর্মকাণ্ডের যে প্রভাব ভাল ভাল পরিবারের উপর পড়েছে, তার অনুমান করা 
তেমন কঠিন নয়। 

শাহ সাহেবের যুগে অমুসলিমদের প্রভাব, কুরআন-হাদীস সম্পর্কে 
অজ্ঞতা, দূরত্ব ও পরিণতি, ভয়াবহতা এবং জনসাধারণের পছন্দ-অপছন্দ 
থেকে চোখ বন্ধ করে প্রভাবময় চেষ্টা-সংগামের দীর্ঘ শূন্যতা ভারতে যে 
অবস্থা-পরিস্থিতির সৃষ্টি করেছিল এবং পবিত্র ধর্মের (যাতে শিরকের কোন 
সংমিশ্রণের অবকাশ ছিল না) সমান্তরাল যে আকীদার ব্যবস্থা আর মুসলিম 
সমাজের জীবনযাত্রায় জাহিলিয়াত. ও অজ্ঞতার যে মনগড়া নীলকণ্ঠ জন্ম 
নিয়েছিল, তার খানিকটা ধারণা স্বয়ং শাহ সাহেবের রচিত গ্রস্থাবলির উদ্ধৃতি 
থেকে হতে পারে । শাহ সাহেব “তাফহীমাত' -এর এক স্থানে লিখেছেন- 

‘রাসূলে কারীম (স)-এর হাদীসে আছে, তোমরা মুসলমানগণও 
অবশেষে তোমাদের পূর্ববর্তী উম্মতদের মতাদর্শ গ্রহণ করে নিবে । যেখানে 
যেখানে তারা পা রেখেছে, তোমরাও সেখানে সেখানে পা রাখবে পেদস্বলিত 
হবে)। এমনকি কেউ যদি গুইসাপের গর্ভে ঢুকে থাকে, তবে তোমরাও 
তাদের পিছু নেবে, পদাক্ক অনুসরণ করবে। সাহাবায়ে কিরাম রো) জিজ্ঞাসা 
করলেন, হে আল্লাহর রাসূল, পূর্ববর্তী উম্মত বলে কি আপনার উদ্দেশ্য 
ইয়াহুদী খৃস্টান? রাসূলে কারীম (স) বললেন, “নতুবা আর কে?’ এই 
হাদীসখানা ইমাম বুখারী ও মুসলিম (র) রিওয়ায়াত করেছেন। 

সত্যই বলেছেন আল্লাহর রাসূল (স)। আমরা স্বচক্ষে সেসব দুর্বল 
ঈমানের মুসলমান দেখেছি, যারা নেককার-সতকর্মশীলদেরকে “আরবাবে মিন 
দুনিল্লাহ' তথা খোদাদ্রোহী বানিয়ে দিয়েছে । ইয়াহুদী-ধৃস্টানদের মত স্বীয় 
আউলিয়ায়ে কিরামের কবরগুলোকে সিজদাস্থল (উপসনালয়) বানিয়ে 
রেখেছে। আমরা এমন লোকও দেখেছি, যারা শরীয়ত প্রণেতার কথায় 
রদবদল করে। রাসূলে কারীম (স)-এর সাথে সম্পৃক্ত করে বলে, “নেককার 
লোক আল্লাহর জন্য আর গুনাহগার আমার জন্য' ৷ এটা সে ধরনের উদ্ভট 
উক্তি, যেমন ইয়াহুদীরা বলত, ৪১১১৬০৮৭৪31 ১. 0৮০ 01 তথা আমরা 
জাহান্নামে গেলেও মাত্র কয়েকদিনের জন্য যাব। (সূরা বাকারা ৪০) সত্য 
বলতে গেলে আজ প্রত্যেক দলের মধ্যে দীন-ধর্মের বিকৃতি ছড়িয়ে আছে। 
সুফীদের দিকে লক্ষ্য করলে দেখবে, উল 
প্রচলিত, কুরআন-হাদীসের সাথে যার কোনও মিল নেই। বিশেষতঃ 
তাওহীদের বিষয়ে মনে হয় যেন তাদের মোটেও শরীয়তের তোয়াক্কা নেই” 


Wwww.iscalibrary.com 


হযরত শাহ ওয়ালী উল্লাহ্‌ মুহাদ্দিসে দেহলভী (র)-এর জীবন ও কর্ম. ৯৯ 


আর জগছিখ্যাত “আল-ফাওযুল কাবীর' গ্রন্থে লিখেছেন, ‘আপনাদের 
যদি (জাহেলী যুগের) মুশরিকদের আকীদা ও কর্মকাণ্ডের প্রাগুক্ত বিবরণের 
সত্যতা মেনে নিতে সংশয় থাকে, তাহলে এ যুগের তাহরীফকারীদের (দীন 
বিকৃতিকারী) বিশেষতঃ যারা মুসলিম অধ্যুষিত অঞ্চলের দিক-দিগন্তে বসবাস 
করে, তাদের দেখুন। তারা বেলায়েত (অলীতৃ) সম্পর্কে কী ধারা নিয়ে 
বসেছে! যদিও তারা পূর্বযুগের অলীদের বেলায়েত স্বীকার করে, তথাপি এ 
যুগে আউলিয়ায়ে কিরামের অস্তিত্বকে একেবারে অসম্ভব মনে করে। ঘুরে 
বেড়ায় কবরস্থান ও আস্তানায় । নানা ধরনের শিরক-বিদ“আতে তারা লিপ্ত । 
তাহরীফ ও তাশবীহ (বিকৃত ও সাদৃশ্য) তাদের মধ্যে এমনভাবে চালু রয়েছে 
যে, বিশুদ্ধ হাদীস ₹4:$ ০.৫ ১০ ০৯ ০এএ (তোমরা তোমাদের পূর্ববর্তী 
লোকদের পদাঙ্ক অনুসরণ করে চলবে) এর আলোকে এমন কোন বিপর্যয়- 
বিশৃঙ্খলা নেই, যাতে আজ মুসলিম উম্মাহর কোনও না কোনও দল আক্রান্ত 
এবং তদানুরূপ কোনও বিষয়ে বিশ্বাসী নয়। আল্লাহ তা'আলা আমাদেরকে 
এসব থেকে. হেফাযত করুন। 


রোগের চিকিৎসা ও অবস্থা সংশোধনের কার্যকর পদ্থা 
কুরআনের প্রচার-প্রসার 

শাহ সাহেব এই রোগ বরং গণবিপদের চিকিৎসার জন্য কুরআন মাজীদ 
মুতালা“আ, গবেষণা ও এর বুঝ-জ্ঞানকে সবচেয়ে কার্যকরী চিকিৎসা মনে 
করেছেন। আর এ বিষয়টি নিছক চিন্তাধারা, অধ্যয়ন শক্তি ও যৌক্তিকতার 
উপরই নির্ভরশীল ছিল না বরং এমন একটি সুস্পষ্ট বাস্তবতা ছিল, যার উপর 
স্বয়ং কুরআনে কারীম সাক্ষ্য। আর না কেবল আবির্ভাবের সময়কার ইতিহাস 
বরং ইসলামের পূর্ণ তারীখে দাওয়াত (দাওয়াতের ইতিহাস) এবং সংস্কার ও 
শুদ্ধি তৎপরতা সাক্ষ্য । বিশেষতঃ তাওহীদের নিগুঢ়ুতা আর শিরকের বাস্তবতা 
প্রকাশের জন্য এর চেয়ে বেশি সুস্পষ্ট, এর চেয়ে শক্তিশালী ও হৃদয়গ্রাহী 
মাধ্যম কল্পনা করা যায় না। কুরআনের অনুবাদক শাহ আবদুল কাদির সাহেব 
(র) রচিত 1১8 ₹১০$এর ভূমিকায় যতখানি সহজ-প্রাঞ্জল ও হৃদয়থাহী 
ভাষায় এই বাস্তবতাকে তুলে ধরেছেন, তার চেয়ে বেশি বলা মুশকিল । তিনি 
লিখেন, “যে যত উত্তম বলবে, যেমন আল্লাহ তা'আলা কুরআনে কারীমে স্বয়ং 
বলেছেন, তদ্রুপ আর কেউ বলতে পারে না। আর আল্লাহর বাণীতে যেমন 
প্রভাব ও পথনির্দেশনা রয়েছে, তদ্রপ কারও কথায় নেই।" 

পবিত্র হিজাযে অবস্থানকালে শাহ সাহেবের ভারতের এই ধর্মীয় 
অবস্থাচিত্র, এখানকার মানুষের কুরআন ও ইসলামী শিক্ষা থেকে দূরত্ব ও 


Wwww.iscalibrary.com 


বৈরিতার উপলব্ধি আরও প্রবলভাবে সৃষ্টি হয়। আর সেখানের আলোকময়, 
আধ্যাত্মিক ও কুরআনী পরিবেশে যেখান থেকে তাওহীদের সুরতরঙ্গ 
প্রথমবার উচ্চকিত হয়েছিল, শাহ সাহেবের সদা জাগ্রত সচেতন অন্তকরণে 
তার এ আহবান তথা ভারতের বুকে কুরআনে কারীমের দৌলতকে 
ব্যাপকভাবে ছড়িয়ে দেয়ার আকাঙ্খা এমন সুস্পষ্ট ও তীব্রভাবেই হয়ত 
জন্মেছে, যাকে সেই ইলহাম ও অদৃশ্য ইংগিত নামে ব্যাখ্যা করা যায়, যা 
প্রত্যেক যুগে কোনও পুণ্যাত্বার উপর কোনও জরুরী ধর্মীয় প্রয়োজন ও 
কার্যক্রম পূর্ণতা দানের জন্য অবতীর্ণ হয়ে থাকে । যার প্রতিদ্বন্বিতা ও যার 
উপর জয়লাভ করা অসম্ভব হয়ে দাঁড়ায়। কাজেই আমরা দেখি, শাহ সাহেব 
কুরআন মাজীদের ফার্সী অনুবাদের কাজ শুরু করেছেন হিজায থেকে 
প্রত্যাবর্তনের পর, যা ‘ফাতহুর রহমান’ নামে পূর্ণতা লাভ করেছে। 

সে সময় ভারত ছিল প্রায় অনারব রাষ্ট্র, তুর্কিস্তান, ইরান ও আফগানিস্তান 
ছিল যার নিকটতম প্রতিবেশি দেশ এবং সেসব দেশের চিন্তাধারা, দৃষ্টিভঙ্গি, 
পেশা, রীতিনীতি, আগ্রহ-উদ্যম আর চিরাচরিত বাস্তবতার ছায়া ভারতের 
শিক্ষা ও ধর্মীয় অঙ্গণে পতিত হত, সেখানে ধরে নেওয়া হয়েছিল যে, 
কুরআনে কারীম একান্ত বিশেষ শ্রেণীর মুতালা‘আ, চিন্তা-গবেষণা ও বুঝা- 
বুঝানোর কিতাব, যার জ্ঞান এক ডজন বিদ্যার উপর নির্ভরশীল -একে 
সাধারণ মানুষের মধ্যে নিয়ে আসা, আম মানুষকে সোজাসুজি এর মর্মার্থ 
সম্পর্কে অবহিত করা এবং এর থেকে হিদায়াত ও আলোকরশ্মি অর্জনের 
দাওয়াত দেওয়া ছিল মারাত্বক ভয়ঙ্কর, এক বিরাট গোমরাহী ও ফিতনার পথ 
উন্মোচনের - নামান্তর । সেই সঙ্গে জনসাধারণের মানসিক ও চিন্তাগত 
বিক্ষিগ্ততা, স্বেচ্ছাচারিতা ও উলামায়ে কিরামের প্রতি অমুখাপেক্ষিতা বরং 
বিদ্রোহ ও অবাধ্যতার আহ্বান। এ ধরনের চিন্তাধারা ও দলীল-প্রমাণকে 
সংক্ষিপ্ত একটি পুস্তিকা 'তুহফাতুল মুওয়াহহিদীন'-এর মধ্যে অত্যন্ত চমৎকার 
ভঙ্গিতে তুলে ধরা হয়েছে। 

“কিছু লোক বলে থাকে- কুরআনে কারীম ও হাদীস শরীফ কেবল সেই 
অনুধাবন করতে পারে, যে অনেক শাস্ত্র ও বই-পুস্তক পড়েছে এবং 
সমকালের আল্লামা (গভীর জ্ঞানী) হবে। তাদের জবাবে মহান আল্লাহ 
তা'আলা বলেন, 


(350354-924212 (eee Y 5৮9 08০৯] ৪ Dn SIN A 
0৯০ ০০০ এগ U5 Ca 1 HS 0 ASS y IV oakley 


Wwww.iscalibrary.com 


হযরত শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্দিস দেহলভী (র)-এর জীবন ও কর্ম ১০১ 


তিনিই আল্লাহ, যিনি নিরক্ষরদের মাঝে তাদেরই মধ্য হতে একজন 
রাসূল প্রেরণ করেছেন। যিনি তাদের পড়ে শোনান আল্লাহর আয়াতসমূহ । 
আর তাদের পাপের কালিমা পবিত্র করেন এবং তাদেরকে কিতাব ও প্রজ্ঞা 
শিখান। ..... (সূরা জুমু'আ : ২) 

অর্থাৎ রাসূলে কারীম (স) স্বয়ং এবং তার মহান সঙ্গীসাথীগণও নিরক্ষর 
ছিলেন। কিন্তু যখন রাসূলুল্লাহ সে) তার সাহাবাদের সামনে কুরআনে 
কারীমের আয়াত তিলাওয়াত করেছেন, তখন তারা সে আয়াত শ্রবণ করে 
যাবতীয় পাপ-পক্কিলতা ও অন্যায়-অপরাধ থেকে পবিত্র হয়ে গেছেণ। 
সুতরাং অশিক্ষিত বা না পড়া লোকজন যদি কুরআন হাদীস না বুঝত এবং 
তা বুঝার যোগ্যতা না রাখত, তাহলে সাহাবায়ে কিরাম মন্দতা ও দোষ-ক্রটি 
থেকে কিভাবে পবিত্র হয়ে গেলেন। 

এ জাতির উপর বড় আক্ষেপ! যারা ০২. (ছদরাহ) বুঝা এবং কামূস 
(শব্দ ভাণ্ডার) জানার দাবী করে। কিন্তু কুরআন হাদীস বুঝার বেলায় স্বয়ং 
নিজেকে একান্ত অজ্ঞ প্রকাশ করে। আবার কেউ কেউ বলে আমরা 
শেষকালের লোক। রাসূলে কারীম (স)-এর যুগের বরকত এবং সাহাবায়ে 
কিরামের মনের শক্তি-নিরাপত্তা কোথেকে আনব, যাতে কুরআন-হাদীসের 
অর্থ-মর্ম উত্তমরূপে বুঝতে পারি? তাদের জবাবে (সূরা জুমু'আ-৩) 

আল্লাহ তাআলা বলেন, 

FA 8১৯] ৬১১০৪৪৪৯৮৪৮ ০8১৯৪ 

অর্থাৎ পরবর্তী লোকজন শিক্ষিত হোক কিংবা অশিক্ষিত, কিন্তু যখন সে 
মুসলমান হবে এবং সাহাবায়ে কিরামের পদাঙ্ক অনুসরণ করে চলার ইচ্ছা 
জন্য এই কুরআন-হাদীসই যথেষ্ট হতে পারে। 

আল্লাহ তা'আলা আরও বলেন, 

৪৯০ ০০ ded ISA CM ০০০৪ আও 

অবশ্য আমি কুরআনকে উপদেশ গ্রহণের উদ্দেশ্যে সহজ করে দিয়েছি। 
সুতরাং উপদেশগ্রহণকারী কেউ আছে কি? (সূরা কমার-২২) 

এটা কি করে সহজ হতে পারে যে, ‘কাফিয়া” পড়ুয়া ও “শাফিয়া' জানা 
লোক এর (কুরআনের) অর্থ-মর্ম বুঝার ব্যাপারে অক্ষমতা প্রকাশ করবে আর 
আরবের বেদুঈন-জংলী লোকজন এর হাকীকত ও গভীরতা সম্পর্কে উদ্যমী 
হয়ে যায়। এছাড়া আল্লাহ তাআলা অন্যত্র ইরশাদ করেন, 

Wwww.iscalibrary.com 


JAM OT 

কেন তোমরা কুরআনের উপর চিন্তা-গবেষণা কর না! (সূরা মুহাম্মদ : ২৪) 

সুতরাং কুরআন যদি সহজ না হয় তরে তাতে চিন্তা-গবেষণা কিভাবে 
করা যাবে! 

Ld ১95 ৬০ ol 

না কি তাদের অন্তকরণে তালা লাগানো! (সূরা মুহাম্মদ : ২৪) 

অর্থাৎ অন্তরে তালা ঝুলানো না থাকা সত্েও। সুতরাং কত বড় 
গোমরাহী! এতদসত্বেও কুরআনে কারীমের চিন্তা-গবেষণায় জোর দেওয়া হয় 
না।" কিন্তু কবির ভাষায়- 

২৬২২৬৩৯৭৩২৯০- 
২২৬২১৯১২৬৬৫, 
শাহ সাহেব এই নিরাসক্তি, অসহায়ত্ব ও বিপদাশঙ্কা দেখে, যার সীমানা 
এ) J OF ০৯০৪ 

যারা আল্লাহর পথে বাঁধার সৃষ্টি করে .. ৷’ (সূরা আরাফ : ১৪৫) 

-এর সাথে মিলে যায়, তিনি সিদ্ধান্ত নিলেন, কুরআনে কারীমের অনুবাদ 
করবেন এমন শুদ্ধ ফাসীতে, যা ছিল ভারতবর্ষে ইসলামী শাসন প্রতিষ্ঠার পর 
থেকে রাষ্ট্রের দাপ্তরিক, শিক্ষা, লিখনী এবং চিঠিপত্রের ভাষা । আর প্রত্যেক 
শিক্ষিত ও লেখাপড়া জানা মুসলমান যদিও এ ভাষায় লিখতে বলতে পারত 
না, তথাপি সকলে বুঝত নিশ্চিত। ভারতে ফাসী ভাষায় এই দীর্ঘ কার্যক্রমে, 
যার মেয়াদ প্রায় সাত শতাব্দীর কম ছিল না, যদি কুরআনে কারীমের ফারসী 
তরজমা এক ডজনও হত, তবু বিস্ময়ের কিছু ছিল না। কিন্তু হাসান ইবনে 
মুহাম্মদ আলকমা ওরফে নিষাম নিশাপুরী অনন্তর দৌলতাবাদীর তরজমার 
পূর্বে (যিনি ছিলেন অষ্টম হিজরী শতকের উলামায়ে কিরামের একজন) 
কোনও ফাসী তরজমা কুরআনের খোঁজ পাওয়া যায় না। নীশাপুরীর এই 
ফার্সী তরজমা তার আরবী তাফসীর গারাইবুল কুরআনে অন্তর্ভুক্ত । 

ভারতে শায়খ সাদী (র)-এর নামে একটি তরজমা প্রসিদ্ধ ছিল। অবশ্য 
সেটি শায়খের বিশ্ব নন্দিত রচনা গুলিস্তা ও বুস্তার মত প্রচলিত ও সমাদৃত 
ছিল না। তথাপি কোথাও কোথাও এটি পাওয়া যেত। তবে বিশুদ্ধ তথ্যমতে 
একে শায়খ সাদীর সাথে সম্পৃক্ত করা ঠিক নয়। বস্তুতঃ উক্ত তরজমাখানা 
আল্লামা সাইয়িদ শরীফ আল জুরজানী (মৃত্যু ৮১৬ হি.) কর্তৃক রচিত হতে 


Wwww.iscalibrary.com 


হযরত শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্দিস দেহলভী রে)-এর জীবন ও কর্ম ১০৩ 


পারে। তাফসীরে হাক্কানী সংকলক মাওলানা আবদুল হক হাক্কানীর প্রত্যক্ষ 
বিবরণ হচ্ছে, আজকাল অজ্ঞ লোকজন যাকে সাদীর তরজমা বলে থাকে, 
সেটি মূলতঃ সাইয়িদ শরীফের তরজমা । প্রকাশক আমার সামনে তরজমাটি 
প্রসারের উদ্দেশ্যে সাদীর সাথে সম্পৃক্ত করে দিয়েছেন।' 

মোটকথা, শাহ সাহেব হিজায সফর থেকে প্রত্যাবর্তনের পাঁচ বছর পর 
(সম্ভবতঃ আকীদা সংশোধনের সেসব চেষ্টা-সংগ্রামের ফলাফল লক্ষ্য করে, 
যা বিশেষ পঠন-পাঠন, রচনা ও ওয়াজ-নসীহতের মাধ্যমে হচ্ছিল) সিদ্ধান্ত 
নিলেন- ব্যাপক হিদায়াত, আকীদা সংরক্ষণ ও সংশোধন এবং আল্লাহ 
পাকের সঙ্গে মজবুত সম্পর্ক স্থাপনের জন্য কুরআনে কারীমের পথনির্দেশনা, 
হেদায়াত ও শিক্ষাকে সরাসরি প্রচার-প্রসার করার চেয়ে ফলপ্রসূ কোন পথ- 
প্রক্রিয়া হতে পারে না। আর তার পন্থা একটিই । সেটি হচ্ছে, কুরআনে 
কারীমের ফার্সী অনুবাদ ও তার প্রচার-প্রসার। স্বয়ং শাহ সাহেবের ভাষায় 
এর অনুপ্রেরণা, কারণসমূহ এবং এই পদক্ষেপের ইতিহাস শুনে নিন। তার 
তাফসীর গ্রন্থ 'ফাতহুর রহমান'-এর মুখবন্ধে তিনি লিখেন- 

“এই যে যুগে আমরা বিদ্যমান এবং এই যে দেশে আমরা বাস করছি। 
এখন এদেশে মুসলমানদের হিতাকাঙ্খার দাবী হচ্ছে, তরজমা কুরআন 
সহজ-শুদ্ধ ও ফার্সী পরিভাষায় ভাষার উৎকর্ষতা ও সৃক্ষ্ষতা প্রকাশ এবং 
সংশ্লিষ্ট ঘটনাবলি ও ব্যাখ্যা-বিশ্রেষণ উল্লেখ ছাড়া, করা, যাতে আম-খাছ 
নির্বিশেষে সকলেই সমান বুঝে। ছোট-বড় সকলেই কুরআনের মর্মার্থ 
অনুধাবন করতে পারে । কাজেই এ কাজের গুরুত্ব এই অধমের অন্তরে ঢেলে 
দেওয়া হয়েছে এবং সেজন্য বাধ্য করা হয়েছে। 

প্রথমে বিভিন্ন তরজমার উপর চিন্তা-ভাবনা করা হয়েছে। যাতে করে যে 
তরজমা উদ্দেশ্য মাফিক পাওয়া যাবে, তার প্রসার করা যায়। আর যেন এই 
তরজমা যথাসম্ভব সমকালীন 'মানুষের আগ্রহ ও চাহিদা অনুযায়ী হয়। কিন্তু 
সংক্ষিপ্ততা ও সংকোচন রয়েছে। ইতোমধ্যে সূরা বাকারা ও নিসার তরজমা হয়ে 
যাওয়ার পর হারামাইন সফরের সুযোগ হয়ে গেলে সেই ধারাবাহিকতা বন্ধ হয়ে 
যায়। কয়েক বছর পর জনৈক ম্নেহভাজন তরজমা কুরআন পড়তে লাগলেন! 
আর তা পূর্বের মনোবাসনার প্রেরণা হয়ে গেল। সিদ্ধান্ত নিলাম, সবকের 
পরিমাণ তরজমা লিখে নেব। যখন এক-তৃতীয়াংশ কুরআনে কারীম তরজমা 
হয়ে গেল, তখন উক্ত ম্নেহভাজনের আকশ্মিক সফর এসে যাওয়ায় এই কার্যক্রম 
পুনরায় স্থগিত হয়ে যায়। দীর্ঘদিন পর একটি সুযোগ সৃষ্টি হয় এবং পুনরায় সেই 
পুরোনো ঘনোবাসনা জেগে ওঠে । আর দুই-তৃতীয়াংশ পর্যন্ত তরজমা হয়ে যায়। 

Wwww.iscalibrary.com 


এরপর কতিপয় বন্ধুকে পাণ্ডুলিপি সাজানোর করার জন্য বলা হয়। সেই 
সাথে কুরআনের মূল পাঠও লিখে দিতে বলা হয়। যেন স্বতন্ত্র সংস্করণ তৈরী 
হয়ে যায়। সেসব ভাগ্যবান বন্ধুগণ পবিত্র ঈদুল আযহা ১১৫০ হিজরী থেকে 
কাজ শুরু করেন। এরপর পুনরায় সে ইচ্ছা সংকল্প আন্দোলিত হয়। 
অবশেষে তরজমার কাজ সুসম্পন্ন হয়। পাণ্ডুলিপি তৈরীর কাজ শেষ হয় 
শাবান মাসের শুরুর দিকে । ১১৫১ হিজরীতে পাঙুলিপির সম্পাদনাও হয়ে 
যায়। আর ১১৫৬ হিজরীতে দীনী ভাই সুপ্রিয় খাজা মুহাম্মদ আলীম (আল্লাহ 
তাকে সম্মানিত করুন)-এর সক্রিয় প্রচেষ্টায় এই গ্রন্থখানা প্রকাশিত হয় এবং 
এর দরস শুরু হয়। পর্যায়ক্রমে তৈরী হয় এর একাধিক অনুলিপি। 
সমসাময়িকগণ এর প্রতি মনোযোগী হন। 

৫২৩৬১২২২০১০ 
১২২১১৯২৯১৯৬ 

শাহ সাহেব কুরআন তরজমা ও তাফসীর “ফাতহুর রহমান’ ছাড়া উসূলে 
তরজমার উপর একটি ভূমিকাও লিখেছেন, যা সংক্ষিপ্ত হওয়া সত্ত্বেও অত্যন্ত 
দূরদর্শীতাসম্পন্ন ও প্রজ্ঞাপূর্ণ। সুচনাতে লিখেন, “এ অধম ওয়ালীউল্লাহ ইবনে 
আবদুর রহীম দয়াময় আল্লাহর দরবারে আর্য করছে যে, এ পুস্তিকাটি 
তরজমার মূলনীতি প্রসঙ্গে, যার নাম ১০ 0১0 58 এ ২০3৭] রেখেছি। 
অর্থাৎ যে নীতির উপর তরজমা কুরআন রচনার সময় যথারীতি কলম চলেছে ।" 

মনে হয় যেন, তরজমা ও কুরআনে কারীমের ব্যাপক প্রচার-প্রসারের 
পথে বিস্তীর্ণ মরুচর জেগে উঠেছিল। শাহ সাহেবের মত ক্ষুরধার কলম 
শক্তিধর ব্যক্তিত্বের (যার জ্ঞানের সমুদ্রোপম গভীরতা, স্বয়ংসম্পূর্ণতা, 
আধ্যাত্মিক মর্যাদা ও ইখলাস সম্পর্কে সমকালের সুস্থ চিন্তাবিদ ও বিজ্ঞ 
মহলের বিস্ময়ের অন্ত ছিল না।) এই পদক্ষেপে উক্ত মরুময় শূন্যতা দূরীভূত 
হয়ে যায়। পরিস্কার হয়ে যায় বন্ধুর পথ। ইসলামের ইতিহাসে বরাবরই কোন 
সর্বজন শ্রদ্ধেবরেণ্য ও উঁচু ব্যক্তিত্বের কোনও কাজ সুচনা করার দ্বারা ভুল 
বুঝাবুঝি ও কুধারণার মেঘ কেটে গেছে। খুলে গেছে উনুক্ত বিশ্বরোড । 
আবুল হাসান আশ“আরীর বাগ্মীতাপূর্ণ বিতর্কে অংশগ্রহণ ও যৌক্তিক দলিল- 
প্রমাণ দিয়ে কাজ আঞ্জাম দেওয়া, হুজ্জাতুল ইসলাম ইমাম গাযালী (র)-এর 
দর্শন পাঠ, তার খণ্ডন ও জবাব দানসহ তার যুগ-সময়ের প্রয়োজন অনুযায়ী 
ইসলামের সুরক্ষা কিংবা প্রতিরোধমূলকভাবে গৃহিত এমন সব অগ্রণী ভূমিকা 
তারই নানা উজ্জ্বল দৃষ্টান্ত 


Wwww.iscalibrary.com 


হযরত শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্দিসে দেহলভী (র)-এর জীবন ও কর্ম ১০৫ 


শাহ সাহেবের পরে উর্দু অনুবাদ 

শাহ সাহেবের ফার্সী তরজমার পরে অনেক দ্রুত উদু ভাষায় কুরআনের 
তরজমার প্রয়োজনীয়তা উপলব্ধি হয়। বারো হিজরী শতকের শেষ দিকেই 
ফার্সীর স্থান উর্দু দখল করতে শুরু করেছিল। শুরু হয়ে গিয়েছিল উর্দুতে 
রচনা ও সংকলনের কাজ। এই প্রয়োজনীয়তা ও পট-পরিবর্তনকে সর্বপ্রথম 
স্বয়ং শাহ সাহেবের সুযোগ্য পুত্র হযরত শাহ আবদুল কাদির সাহেব দেহলভী 
€র) (মৃত্যু ১২৩০ হি.) অনুভব করেন এবং ১২০৪-০৫ হিজরীতে শাহ 
সাহেবের তরজমার প্রায় পঞ্চাশ বছর পর তিনি উর্দু ভাষায় এর এমন এক 
অনুবাদ রচনা করেন, খার সম্পর্কে বলা যায়, কুরআনে কারীমের এমন সফল 
ও প্রন্কুটিত তরজমা, যাতে কোনও অনারবী ভাষায় প্রচুর কুরআনিক শব্দের 
প্রাণ এসেছে- আজও জানা মতে দ্বিতীয়টি নেই। শাহ সাহেব তার তরজমার 
ভূমিকায় লিখেছেন, 

‘এই দুর্বল বান্দা আবদুল কাদিরের মনে খেয়াল হল, আমাদের 
আব্বাজান যেভাবে বিরাট বড় মনীষী শাহ ওয়ালীউল্লাহ আবদুর রহীম (র)- 
এর সুযোগ্য পুত্র, সকল হাদীস সম্পর্কে পরিজ্ঞাত, ভারতের অধিবাসী 
চাইতেন, কুরআনের অর্থ সহজ করে ফাসী ভাষায় লিখবেন, আলহামদুলিল্লাহ 
এই প্রত্যাশা ১২০৫ হিজরী মোতাবেক ১৭৯০ খৃস্টাব্দে পূরণ হয়েছে।' 

“শাহ আবদুল কাদির (র)-এর পরে তারই বড় ভাই শাহ রফীউদ্দীন (মৃত্যু 
১২৩৩ হি.) কুরআনে কারীমের শব্দে শব্দে তরজমা করেছেন। যা তার 
সতর্কতা এবং লেখকের জ্ঞানের গভীরতা ও ইখলাসের কারণে খুবই সমাদৃত 
হয়েছে। কোনও কোনও শিক্ষিতমহলে শাহ আবদুল কাদির (র)-এর 
পারিভাষিক তরজমা আর কোথাও কোথাও শাহ রফীউদ্দীন (র)-এর শব্দে 
শব্দে তরজমা প্রচলিত ও প্রাধান্যযোগ্য স্বীকৃত হয়েছে। 

এতদুভয় তরজমাই মুসলমানদের ঘরে ঘরে এমন ব্যাপকতা এবং 
কুরআনে কারীম তিলাওয়াতের সাথে সাথে তা পাঠ করার এমন প্রচলন 
হয়েছে, যার নযীর অন্য কোনও ধর্মীয় বই-পুস্তকের ক্ষেত্রে পাওয়া যায় না। 
আকীদা সংশোধন ও তাওহীদের বিশ্বাসের প্রসারতা সম্পর্কে যতদূর জানা 
যায়, তাতে উক্ত তরজমা দু'টি থেকে উপকৃত লোকদের কোনও সংখ্যা নির্ণয় 
করা যায় না, হয়ত তার সংখ্যা লক্ষকে অতিক্রম করবে। বস্তুতঃ কোনও 
ইসলামী রাজত্‌ বা সরকারও তার উপায়-উপকরণসহ দাওয়াত ও সংস্কারের 
এত বড় কাজ আঞ্জাম দিতে পারত না, যা আঞ্জাম দিয়েছে উক্ত তরজমা 
তিনটি, যা একই বৃক্ষের পুণ্যময় শাখা । 


Wwww.iscalibrary.com 


নিন ld রানির 
এটা আল্লাহর অনুগ্রহ, তিনি যাকে খুশি তা দান করেন। 
এর পর দু'টি তরজমায়ে কুরআনের এক বিপ্লব অনুষ্ঠিত হয়। যার 
ব্যাপকতা নির্ণয় করা এক দুরূহ কাজ এবং পৃথক গবেষণার দাবীদার । 


দরসে কুরআন 

কুরআনে কারীমের উক্ত উর্দু অনুবাদ ছিল এই সম্লান্ত বংশের দুই 
মহামনীধী হযরত শাহ আবদুল কাদির দেহলভী (র) ও হযরত শাহ 
রফীউদ্দীন দেহলভী, রে)-এর অনুদিত। ভারতের যেখানে যেখানে উর্দুতে 
কথা বলা হত, সেখানে ঘরে ঘরে তা পাঠ করা হত। এছাড়া কুরআনে 
কারীমের মাধ্যমে আকীদার পরিচ্ছন্নতা এবং আমল ও চরিত্র সংশোধনের 
সবচেয়ে দীর্ঘ, বিচক্ষণ ও গভীর, ফলপ্রসূ ও সূৃক্ম প্রচেষ্টা হয়েছে। 
ওয়ালীউল্লাহী বংশের সবচেয়ে প্রবীণ ব্যক্তিত্ব এবং হযরত শাহ ওয়ালীউল্লাহ 
সাহেবের কর্মকাণ্ডের পূর্ণতা ও ব্যাপকতা দানের সৌভাগ্য অর্জনকারী 
মহাপুরুষ হযরত শাহ আবদুল আযীয (র) (মৃত্যু ১২৩৯ হি.)-এর মাধ্যমে । 
তিনি প্রায় ৬২/৬৩ বছর পর্যন্ত দিল্লীর মত কেন্দ্রীয় শহরে এবং হিজরী তের 
শতকের মত গুরুত্বপূর্ণ যুগে দরসে কুরআনের কার্যক্রম চালু রাখেন। 
জনসাধারণ ও বিশেষ ব্যক্তিবর্গের মাঝে এর যে গ্রহণযোগ্যতা ও সাড়া 
পড়েছে এবং এর দ্বারা আকীদা সংশোধনের যে বিশাল কাজ সম্পাদিত 
হয়েছে, আমাদের জানা মতে এর কোনও তুলনা নেই। 


আল ফাওযুল কাবীর 

কুরআনের দাওয়াত, বিশেষ ও জ্ঞানী মহলে কুরআনের চিন্তা-গবেষণার 
যোগ্যতা সৃষ্টি করা এবং এর মাধ্যমে উম্মতের আত্মশুদ্ধি ও সংশোধনের 
আখহ-প্রেরণা জাগ্রত করার ক্ষেত্রে শাহ সাহেবের অনন্য একটি সংস্কার কর্ম 
ও বৈপ্রবিক খেদমত “আল ফাওযুল কাবীর’। যা তার বিষয়বস্তুর বিচারে 
(আমাদের জানা মতে গোটা ইলমী গ্রন্থাগারে) অদ্বিতীয় একটি গ্রন্থনা । 

উসূলে তাফসীর সম্পর্কে ব্যাপকভাবে কিছু পাওয়া যায় না। কেবল 
তাফসীর গ্রন্থের ভূমিকায় নগণ্য কয়েকটি মূলনীতি কিংবা নিজের রচনাপদ্ধতি 
বর্ণনার লক্ষ্যে কোনও লেখক কয়েক লাইন লিখে দেন। অবশ্য শাহ সাহেবের 
“আল-ফাওযুল কাবীর’ পুস্তিকাটিও সংক্ষিপ্ত । কিন্তু পূর্ণ পুস্তিকাই সরাসরি তত্ত্ব ও 
মূলনীতিতে ভরা। বস্তুতঃ এটি কুরআনিক জ্ঞানের সমস্যাগুলোর জ্ঞানগত 
অভিজ্ঞতাসম্পন্ন একজন বিশিষ্ট আলেমের এক অমূল্য ও বিরল উপহার । 


Wwww.iscalibrary.com 


হযরত শাহ ওয়ালী উল্লাহ মুহান্দিসে দেহলভী (র)-এর জীবন ও কর্ম ১০৭ 


এর মূল্য সে ব্যক্তিই উপলব্ধি করতে পারে, যাকে সেসব সমস্যার 
সম্মুখীন. হতে হয়েছে। কিছু কিছু মূলনীতি স্বয়ং শাহ সাহেব নিজস্ব চিন্তা, 
গবেষণা ও কুরআনিক জ্ঞানের ভিত্তিতে লিখেছেন। অন্যান্য কিতাবাদির 
হাজার হাজার পৃষ্ঠা মুতালা'আর দ্বারাও সেগুলো পাওয়া যাবে না। এ 
পুস্তিকার ভূমিকায় শাহ সাহেব যথার্থই লিখেছেন- 

“দীন ওয়ালীউল্লাহ ইবনে আবদুর রহীম (আল্লাহ পাক তার সঙ্গে অপার 
দয়া ও করুণার ব্যবহার করুন) বলছে, যখন আল্লাহ তা'আলা এই অধমের 
প্রতি কিতাবুল্লাহর জ্ঞানের দুয়ার খুলে, দিলেন, তখন কিছু উপকারী 
তত্্বকণিকা (যার দ্বারা মানুষ কুরআনের জ্ঞান-গবেষণায় উপকৃত হবে) 
সংক্ষিপ্ত একটি পুস্তিকায় লিখে দেওয়ার আগ্রহ হল। আল্লাহর অফুরন্ত 
রহমতের ভাগ্তারে আশা রাখি যে, ছাত্রদের জন্য এসব মূলনীতি জানার পর 
কুরআনিক মর্ম অনুধাবনের এমন প্রশস্ত পথ খুলে যাবে যে, যদি অসংখ্য 
তাফসীর গ্রহ অধ্যয়ন এবং মুফাসসিরীনে কিরামের (বর্তমানে যাদের সংখ্যা 
খুবই কম) সংশ্রব ও শরণাপন্ন হয়ে একটি জীবনও কেটে যায়, তবু 
কুরআনিক জ্ঞানের সঙ্গে এরূপ সম্পর্ক ও নিবিড়তা সৃষ্টি করতে পারবে না।" 

কুরআনের বিষয়বস্ত ও লক্ষ্য-উদ্দেশ্য, এর বাচনভঙ্গি ও বর্ণনাশৈলীর 
বিশেষত্ব এবং মানবীয় রচনাবলি বিশেষতঃ পূর্ববর্তী পাঠ্যপুস্তক থেকে এর 
মতদ্বৈততা, স্বকীয়তা ও শানে নুষুল সম্পর্কে কয়েক শব্দে যা কিছু লিখেছেন, 
আজ তাতে কোনও স্বল্পতা-অপূর্ণতা অনুভূত না হওয়া সম্ভব৷ কিন্ত বারো 
হিজরী শতকে এটা ছিল সম্পূর্ণ নতুন চিন্তা। আর আজও কত মহলে সে 
চিন্তাধারা অচেনা-অপরিচিত! শানে নুযূলের বিবরণের আধিক্য ও এর 
গুরুত্বের প্রতি বেশি জোর দেওয়ার কারণে যো শেষ যুগের অভ্যাস-রীতি 
হয়ে গিয়েছিল) বস্তুতঃ কুরআনে. কারীমের বিষয়বস্তু, ঘটনাবলি, উপদেশ ও 
শিক্ষা দ্বারা প্রত্যেক যুগে যে উপকারিতা লাভ এবং স্ব-স্ব যুগ ও অবস্থা 
প্রেক্ষিতের উপর যেভাবে প্রযোজ্য হওয়া উচিত, তাতে বিরাট পার্থক্য সৃষ্টি 
হয়ে গিয়েছিল। শাহ সাহেবের এই গবেষণা ও পর্যালোচনা দ্বারা সেই পর্দা 
দূরীভূত এবং কুরআনে কারীমের বিশ্বনন্দন সৌন্দর্য প্রস্ফুটিত হয়ে ওঠে। 
আল-ফাওযুল কাবীর-এর প্রথম পাঠে শাহ সাহেব লিখেন, 

‘সাধারণ মুফাস্সিরগণ প্রত্যেক আয়াতে কারীমাকে চাই সেটি মাসাইল 
সম্পর্কিত হোক কিংবা হুকুম-আহকাম সম্পর্কিত; একটি ঘটনার সাথে 
সম্পৃক্ত করে দিয়েছেন। আর সেই ঘটনাকে উক্ত আয়াতে কারীমার 
‘অবতীর্ণের কারণ’ হিসেবে ধরে নিয়েছেন। কিন্তু সঠিক কথা হচ্ছে, কুরআন 


Wwww.iscalibrary.com 


অবতীর্ণের প্রকৃত উদ্দেশ্য মূলতঃ মানব সত্ত্বার সভ্যতা-শৃঙ্খলা এবং তার ভ্রান্ত 
আকীদা-বিশ্বাস ও ন্যান্কারজনক গর্হিত কাজগুলো প্রত্যাখ্যান করা। কাজেই 
প্রশ্নোত্তর বা বিতর্কের আয়াতে কারীমাগুলো অবতরণের জন্য মুতাকালিমদের 
মাঝে ভ্রান্ত আকীদার অস্তিত্ব আর আহকাম সম্পর্কিত আয়াতে কারীমার জন্য 
তাদের মধ্যে পাপাচার ও অন্যায়-অপরাধের ব্যাপকতা এবং যিকির-আযকার 
সম্পর্কিত আয়াতে কারীমা অবতীর্ণের জন্য তাদের আল্লাহর নিদর্শন, 
আল্লাহর দিবসের স্মরণ এবং মৃত্যু ও মৃত্যুর পরবর্তী ঘটনাবলি প্রকাশিত না 
হওয়া- প্রকৃত কারণ হয়েছে। যেসব বিশেষ ঘটনা উদ্ৃতকরণের কষ্ট সাধারণ 
মুফাসসিরগণ স্বীকার করেছেন, শানে নুযূলের ক্ষেত্রে সেসবের ন্যুনতম 
দখলও নেই। অবশ্য তন্মধ্যে কিছু আয়াতে কারীমায় এমন কোনও বিশেষ 
ঘটনার প্রতি ইংগিত করা হয়েছে, যা রাসূলে কারীম (স)-এর যুগে কিংবা 
তার অনেক পূর্বে সংঘটিত হয়েছে। 

কুরআনে কারীম যেসব দল ও গোষ্ঠীকে প্রত্যাখ্যান করেছে, তাদের মূল 
চিন্তাধারা, আকীদা-বিশ্বাস এবং দুর্বলতাগুলোর বিবরণ, তাদের গোমরাহী- 
পথত্রষ্টতা ও ভুল বুঝাবুঝির প্রকৃত কারণ এবং তার ইতিহাস, নেফাকী ও 
কপটতার ব্যাখ্যা, মুসলিম উম্মাহর কোনও সম্প্রদায় ও দলের উপর সেসবের 
প্রয়োগে কুরআনিক জ্ঞানের ভিত্তি, যা সংক্ষিপ্ততা সত্তেও. এমন সুস্পষ্টতার 
সাথে কোনও বড় থেকে বড় তাফসীর গ্রন্থে পাওয়া যাবে না। 

কোনও আয়াত নসখ বা রহিতকরণে পূর্ববর্তী ও পরবর্তীদের মধ্যকার 
পারিভাষিক পার্থক্যের ব্যাখ্যা, রহিত ও রহিতকারী আয়াতে কারীমার মধ্যে 
সামঞ্জস্য বিধান এবং সাহাবায়ে কিরাম ও তাবেঈনদের তাফসীরমূলক 
মতভেদগুলোর সমাধানে এটি শাহ সাহেবের অনন্য গবেষণাকর্ম। 

কোনও কোনও আয়াতে কারীমার সাথে নাহু শাস্ত্রে প্রসিদ্ধ ও প্রকাশ্য 
মূলনীতির বাহ্যিক অমিলের যে ব্যাখ্যা শাহ সাহেব (র) দিয়েছেন, এর 
মূল্যায়ন তারাই করতে পারে, যারা নাহব সংকলনের ইতিহাস সম্পর্কে 
ওয়াকিফহাল এবং বসরা ও কুফার মাদরাসার মতবিরোধগুলোর প্রতি দৃষ্টি 
রাখেন। উক্ত পুক্তিকার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, এটি পাঠ করে প্রাচীন ধর্মমত, 
ভ্রান্ত সম্প্রদায় এবং জাতি ও গোষ্ঠীসমূহের পুরোনো রোগ ও দুর্বলতাগুলো 
চিহ্নিত হয়, কুরআনের আয়নায় মুসলমান প্রজন্মগুলোর এবং স্ব স্ব যুগের 
মুসলিম সমাজ ও জাতির বিভিন্ন শ্রেণীর আপন চেহারা দেখার তাওফীক হয় । 
সেই সাথে চিন্তা-ফিকির করা যায় যেন ধর্ম-মাযহাব ও সম্প্রদায়ের পুরোনো 
রোগ-ব্যাধি ও দুর্বলতাগুলো অবশেষে তাদের ভেতর প্রবিষ্ট না হয়ে যায়। 


Wwww.iscalibrary.com 


হযরত শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্দিসে দেহলভী রে)-এর জীবন ও কর্ম ১০৯ 


এট নি 55 
‘আমি তোমাদের নিকট এমন কিতাব অবতীর্ণ করেছি, যাতে তোমাদের 
বৃত্তান্ত রয়েছে। তোমরা কি বোঝ না?’ (সূরা আম্বিয়া : ১০) 


তাওহীদের উপর জ্ঞানগত তন্ব-গবেষণা 

হযরত শাহ ওয়ালীউল্লাহ রে) আকীদা সংশোধন ও খাঁটি তাওহীদের 
দাওয়াতের ধারাবাহিকতায় কুরআনে কারীমের তরজমা ও দরসে কুরআন 
(কুরআনের অনুবাদ ও পাঠদান) পর্যন্তই থেমে থাকেননি বরং একজন আলেম 
গবেষকের মত এর নিগুঢ় তত্তানুসন্ধান ও পর্যালোচনা করেছেন। তাওহীদে 
বিশ্বাস স্থাপন মিল্লাতে ইবরাহীমীর সবচেয়ে বড় নিদর্শন । হযরত ইবরাহীম (আ) 
এর দাওয়াত ও চেষ্টা-সংঘামের সবচেয়ে বৃহৎ উদ্দেশ্য আর সর্বশেষ নবী 
মুহাম্মদ (স)-এর দাওয়াতের ভিত্তি এবং শুরু ও শেষ। গোটা. কুরআন ও 
হাদীসের ভাণ্ডার ও সীরাতে নববী (স) এর উপর সাক্ষী । তিনি তাওহীদ ও 
শিরকের মাঝে এমন প্রভেদকারী প্রাচীর দীড় করিয়েছেন, তাওহীদের নিগুঢ়তা 
ও বাস্তবতাকে এমনভাবে প্রন্ুটিত করেছেন, শিরকের ক্ষুদ্রাতিক্ষুদ্র সংশয়- 
সংমিশ্রণ ও এর হালকা থেকে হালকা বিষয়গুলোর বিরুদ্ধে এমন জিহাদ 
করেছেন, উম্মতের আকীদা-বিশ্বাসে শিরকের অনুপ্রবেশ এবং আকাইদে দোষ- 
ক্রি সৃষ্টি হওয়ার উপাদানগুলোর এমন কঠোর প্রতিরোধ গড়ে তুলেছেন, যার 
থেকে বেশি কল্পনা করা সম্ভব নয়। এসব তত্ত্-বাস্তবতা এতটাই মুতাওয়াতির ও 
সুস্পষ্ট, যার দলীল-প্রমাণ ও উদাহরণের প্রয়োজন নেই। কুরআন-হাদীসের 
উপর যার সামান্য দৃষ্টিও আছে, সে তা স্বীকার না করে পারে না। 

তদুপরি এই উম্মতের মধ্যে ধনৈশ্বর্যের যুগ অতিবাহিত হওয়া, নতুন 
নতুন দেশ-অঞ্চল বিজিত হওয়া, সেখানকার মানুষের ইসলাম গ্রহণ, 
অমুসলিম সম্প্রদায় ও জাতির সঙ্গে মেলামেশা ও বসবাস এবং কাল 
পরিক্রমার প্রভাবে জনসাধারণের বড় এক শ্রেণীর মাঝে শিরকী আকীদা- 
বিশ্বাস ও কাজকর্ম কোথেকে প্রবিষ্ট হয়ে গেল, তাদের একত্ববাদের অনেক 
নিদর্শন ও শে'আর এর সঙ্গে মুসলিম সমাজে স্বস্থান তৈরী করে নেওয়ার 
কেমন সুযোগ হয়ে গেল, প্রচুর পাণিপ্রার্থী বিদ্যাকে তাদের ব্যাখ্যা-বিশ্লেষণ 
এবং সেগুলোকে পছন্দনীয় ও জায়েয সাব্যস্ত করার সাহস কিভাবে হল আর 
অসংখ্য শিক্ষিত মুসলমান কিভাবে এই ভুল-্রান্তির শিকার হয়ে গেল? 

শাহ সাহেবের মতে এর কারণ তাওহীদের বাস্তবতা, জাহেলী যুগের 
মুশরিক ও আরববাসীদের মহান আল্লাহর “বিশ্বজগতের সৃষ্টিকর্তা এবং বড় 
বড় সকল বিষয়ের ব্যবস্থাপক হওয়া*র ব্যাপারে আকীদাকে সঠিকভাবে না 


Wwww.iscalibrary.com 


বুঝা । জনসাধারণের বড় একটি শ্রেণী মনে করেছে, শিরকের বাস্তবতা হচ্ছে, 
কোনও সত্তাকে (সে জীবিত হোক চাই মৃত) একেবারে আল্লাহর সমকক্ষ ও 
সমতুল্য বানিয়ে নেওয়া, আল্লাহর প্রত্যেক গুণাবলি ও কাজকর্মকে তার সাথে 
সম্পৃক্ত করা। বাস্তবিক ও মৌলিকভাবে তাকেই সৃষ্টিকর্তা, রিষিকদাতা, 
জীবনদাতা ও মৃত্যুদাতা মনে করা। তবে আল্লাহর কোনও কোনও গুণকে 
তার কোনও প্রিয় বান্দার সাথে সম্পৃক্ত করা এবং কোনও কোনও কাজকর্ম 
(যা আল্লাহর সঙ্গে নির্দিষ্ট) তার থেকে প্রকাশ পায় বলে মানা, কুদরতের 
কোনও কোনও বিষয় তাদের সাথে সম্পৃক্ত হয়ে যাওয়া আবার আল্লাহ 
তা'আলা কর্তৃক স্বেচ্ছায় তার কিছু খোদায়ী অধিকার তাদের উপর ন্যস্ত করা 
ইত্যাদি তাওহীদের পরিপন্থী এবং শিরকের নামান্তর নয়। এভাবে নিছক 
আল্লাহর নৈকট্য লাভ ও আল্লাহর দরবারে শাফা“আত পাওয়ার প্রত্যাশায় 
কারও এতধিক সম্মান প্রদর্শন করা, তার সঙ্গে এমন সব কাজকর্ম ও আচরণ 
করা, যা-ইবাদতের (উপাসনার) গণ্ডিভুক্ত - তা-ও শিরকের অন্তর্ভুক্ত নয়। 
কেননা এসব কেবল আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের একটি উপায় এবং এ 
“কী ও কেন মুক্ত দরবার’ পর্যন্ত পৌঁছার (যেখানে সাধারণ মানুষ পৌঁছাতে 
পারে না) একটি ফলপ্রসূ ও কার্যকর পন্থা মাত্র। আরবের কাফিররা বলত, 
এ) এ] এ] 52582 3 ০৯০০ 

আমরা তাদের পুজা কেবল এজন্যই করি যে, তারা আমাদেরকে 
আল্লাহর নিকটতর করে দেবে । (সূরা যুমার : ৩) 

এ ছিল সেই ধোঁকা ও অন্ধতা, যার কারণে এই উম্মতের অসংখ্য লোকজন 
শিরকের নিষিদ্ধ ভূমিতে গিয়ে পতিত হয়েছিল। আর এই প্রাচীনত্বের সীমানা 
এফৌড়-ওফৌড় করে গিয়েছিল, যা তাওহীদ ও শিরকের পার্থক্য বিধানকারী। 
(Line of Demarcation) এজন্য সর্বপ্রথম ও সর্বাধিক গুরুত্বপূর্ণ জানার 
বিষয় ছিল- এ বর্বর যুগের লোকজন ও আরবের মুশরিকদের আকীদা আল্লাহর 
তা'আলার ব্যাপারে কি ছিল, তারা আল্লাহর সত্ত্বা ও শুণীবলি সম্পর্কে কি 
সৃষ্টিকর্তা এবং মুতলাক কাদের (একচ্ছত্র ক্ষমতার অধিকারী) মনে করা সত্ত্বেও 
কি কারণে রাসূলুল্লাহ (স) তাদেরকে মুশরিক দল বলেছেন কুরআনে কারীম 
তাদের মুশরিক হওয়ার ঘোষণা করেছেন? 

শাহ সাহেব তার অতুলনীয় কিতাব “আল ফাওযুল কাবীর' -এ 
লিখেছেন- শিরক হচ্ছে, মা-সিওয়াল্লাহর আল্লাহ ব্যতিত অন্য কারও) জন্য 
এরূপ গুণাবলি সাব্যস্ত করা, যা আল্লাহর সাথে সুনির্দিষ্ট। যেমন- বিশ্বজগতে 

Wwww.iscalibrary.com 


১৪-৭৩-০১০৫ বা স্বেচ্ছা কর্মক্রিয়া, যাকে ০৯558 44 কেন-ফাইয়াকুন) 
দ্বারা ব্যাখ্যা করা হয় কিংবা আল্লাহর সন্ত্বাগত জ্ঞান, যা না অর্জিত হয় 
ইন্দ্রিয়ের সাহায্যে, না বিবেক-বুদ্ধির জোরে আর না স্বপ্রযোগে ও ইলহাম 
ইত্যাদির মাধ্যমে ৷ রুণ্নুদের আরোগ্য দান কিংবা কারও উপর অভিশম্পাত 
করা ও তার প্রতি অসন্তুষ্ট হওয়া, যার কারণে তাকে দৈন্যদশা, রোগ-ব্যাধি ও 
দুর্ভাগ্য ঘিরে ধরে অথবা রহমত প্রেরণ করা, যার ফলে তার স্বচ্ছলতা, সুস্থতা 
ও সৌভাগ্য হাসিল হবে" 

মুশরিকরাও জাওহার (পরমাণু) ও বিশাল কর্মসৃজনে কাউকে আল্লাহ 
তাআলার শরীক মানত না। তাদের বিশ্বাস ছিল, যখন আল্লাহ তা'আলা কোনও 
নেই। তাদের শিরক কেবল এমন সব বিষয়ে ছিল, যেগুলো কতিপয় বান্দার 
সাথে খাস ছিল। তাদের ধারণা ছিল, যেভাবে মহামান্য সম্রাট তার একান্ত 
কাছের লোকদেরকে দেশের বিভিন্ন অঞ্চলের শাসক নিযুক্ত করেন এবং কিছু 
বিশেষ ব্যাপার মীমাংসায় (যতক্ষণ না সরকারী কোনও সুস্পষ্ট নির্দেশ আসে) 
তাদেরকে স্বাধিকার দিয়ে দেন। নিজ প্রজাসাধারণের ছোট ছোট বিষয়ের 
ব্যবস্থাপনা স্বয়ং করেন না; বরং সেগুলো এ শাসকবর্গের দায়িত্বে ন্যস্ত করেন। 
আর সেসব শাসকবর্গের সুপারিশ তাদের অধীনস্থ আমলা-কর্মচারীদের ব্যাপারে 
গ্রহণ করা হয়। অনুরূপভাবে নিখিল বিশ্ব চরাচরের রাজাধিরাজ (মহান আল্লাহ 
তা'আলা) তার বিশেষ বান্দাদেরকে প্রভুত্বের মর্যাদার চাদরে সম্মানিত 
করেছেন। এমন ব্যক্তিবর্গের সম্ভষ্টি-অসম্তষ্টি অন্যান্য বান্দাদের ব্যাপারে 
প্রতিক্রিয়াশীল । এজন্য তারা সেসব খাছ বান্দাদের নৈকট্য লাভকে জরুরী মনে 
করত। যেন আসল বাদশাহর দরবারে গ্রহণযোগ্যতা পাওয়ার উপযোগিতা সৃষ্টি 
হয়ে যায়। আর বিনিময় দিবসে তাদের পক্ষে সুপারিশ গ্রহণযোগ্যতার মর্যাদা 
লাভ করে। এসব কাল্পনিক প্রয়োজনাদির প্রতি লক্ষ্য করে তাদেরকে সিজদা 
করা, তাদের জন্য কুরবানী করা, তাদের নামে কসম খাওয়া, এমনকি জরুরী 
পাথর, তামা, সীসা ইতাদি মূর্তি বানিয়ে সেসব খাছ বান্দাদের আত্মার প্রতি 
ধ্যানমগ্ন হওয়ার একটি মাধ্যম সাব্যস্ত করেছিল। কিন্তু কালক্রমে জাহেল-মুর্খরা 
সেসব পাথরকেই নিজেদের আসল মাবুদ ও উপাস্য বুঝতে শুরু করে। আর 
মহাভুলের সংমিশ্রণ হয়ে যায়। 

অনুরূপভাবে শাহ সাহেব 'হজ্জাতুন্নাহিল বালিগাহ' গ্রন্থে আরও লিখেন- 
শিরকের বাস্তবতা হচ্ছে, মানুষ এমন কোনও ব্যক্তি, সমাজে যাকে 


Wwww.iscalibrary.com 


সম্মানযোগ্য মনে করা হয়, তার ব্যাপারে এরূপ বিশ্বাস ও আকীদা পোষণ 
করল যে, তার থেকে যেসব অসাধারণ কাজকর্ম ও ঘটনাবলি প্রকাশ পায়, 
তার কারণ সে সিফাতে কামাল (পূর্ণাঙ্গ গুণাবলি) থেকে এমন কোনও 
সিফাত বা গুণে গুণান্থিত, মানব জাতির কারও মধ্যে যার দেখা মিলেনি। 
সেই সিফাত অপরিহার্য সত্তার সাথে খাছ। তিনি ছাড়া অপর কারও মাঝে তা 
পাওয়া যায় না। এর একাধিক রূপরেখা হতে পারে। প্রথমতঃ সেই 
অপরিহার্য সত্ত্বা তার কোনও সৃষ্টিকে প্রভুত্বের মর্যাদায় অধিষ্ঠিত করবেন 
কিংবা এ মাখলুক আল্লাহর যাতের মধ্যে লীন বা আত্মবিস্তৃত হয়ে গিয়ে 
বাকীবিল্লাহর রূপ নেবে অথবা এই আকীদা পোষণকারীর নিজের পক্ষ থেকে 
আবিষ্কৃত কোনও রূপ ধারণ করবে । হাদীস শরীফে মুশরিকদের পঠিত 
তালবিয়া (লাব্বাইক ....) এর যে শব্দাবলি উদ্ধৃত হয়েছে, তা এ আকীদার 
একটি নমুনা ও উদাহরণ । হাদীস শরীফে এসেছে, আরবের মুশরিকরা 
(জাহেলী যুগে ইসলাম আসার পূর্বে) নিমোক্ত শব্দে তালবিয়া পাঠ করত, 
এও ও 34৪৮০ এ] A GAY ALAN এ এন 
“ওহে প্রভু! আমি হাজির । আমি হাজির । তোমার কোনও শরীক নেই, 
একমাত্র তোমার খাছ বান্দা ছাড়া, তুমি তারও মালিক এবং তার 
মালিকানাধীন বিষয়-আশয়েরও মালিক ৷’ 
সে মতে এই আকীদায় বিশ্বাসী লোক উক্ত মহাপুরুষের সামনে (যাকে সে 
আল্লাহর বিভিন্ন গুণের অধিকারী এবং প্রভুত্বের পোশাকে সম্মানিত মনে করে) 
নিজের চরম দীনতা-হীনতা ও অসহায়ত্ব প্রকাশ করে। অধিকন্তু তার সঙ্গে 
এরূপ আচরণ করে, যেমনটি করা উচিত বান্দাদের আল্লাহ তাআলার সাথে। 
“হুজ্জাতুল্লাহিল বালিগা’ -এর অপর এক স্থানে মুশরিকদের শিরকের 
বাস্তবতা কি ছিল, মহান আল্লাহ তাআলার ব্যাপারে তাদের এবং (বিশুদ্ধ 
আকীদার অধিকারী) মুসলমানদের মাঝে কয়টি বিষয়ে একমত্য ছিল- এ 
সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। বস্তুতঃ মুশরিকরা আল্লাহর অস্তিত্ব, তার 
একত্ব ও সর্বশক্তিমান হওয়াকে অস্বীকার করত না। কেবলমাত্র কিছু গুণাবলি 
ও অধিকারের ব্যাপারে তারা (আল্লাহ পাকেরই সন্তুষ্টি ও ইচ্ছানুযায়ী) তার 
কতিপয় নৈকট্যশীল প্রিয় বান্দাদেরকে অংশীদার ও স্বাধীন ক্ষমতার অধিকারী 
মনে করত আর তাই তাদের সঙ্গে উপাস্য ও দাসত্বের আচরণ করত ইত্যাদি 
বিষয়গুলোর ব্যাখ্যা প্রসঙ্গে “তাওহীদ অধ্যায়” শিরোনামে তিনি লিখেন, 
“মুশরিকরা এক্ষেত্রে মুসলমানদের মতই চিন্তাধারা.ও আকীদা পোষণ করত 
যে, বড় বড় কাজ আঞ্জাম দেওয়া এবং যে ব্যাপারে আল্লাহ তা'আলা চূড়ান্ত 
Wwww.iscalibrary.com 


হযরত শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্দিসে দেহলভী (র)-এর জীবন ও কর্ম ১১৩ 


সিদ্ধান্ত নিয়ে নেন এবং তার ইচ্ছা চূড়ান্ত হয়ে যায়, তাতে অন্য কারও 
অধিকার বাকী থাকে না। অবশ্য অন্যান্য বিষয়ে তারা মুসলমানদের থেকে 
পৃথক মতাদর্শ অনুসরণ করেছিল। তাদের ধারণা ছিল, প্রাচীন যুগের 
নেককার-বুযুর্গগণ প্রচুর ইবাদত-বন্দেগী করেছেন এবং আল্লাহর নৈকট্য লাভ 
করেছেন।- সুতরাং আল্লাহ তাআলা তাদেরকে প্রভুত্রে পোশাক দান 
করেছেন। এজন্য তারা আল্লাহর অন্যান্য বান্দাদের উপাসনা পাওয়ার যোগ্য 
হয়ে গেছেন। যেমন- বাদশার কোনও চাকর যদি উক্ত বাদশার সেবার হক 
পুরোপুরি আদায় করে, তবে বাদশা তাকে রাজকীয় পোশাক দান করেন এবং 
নিজের রাজত্বের কোনও এলাকার শাসনভার তার উপর ন্যস্ত করেন। তখন 
সে এ এলাকাবাসীর দাবী-দাওয়া শোনা ও পূরণের অধিকারী হয়ে যায়। 
কাজেই তারা বলত, আল্লাহর দাসত্ব ও ইবাদত তখনই কবুল হতে পারে, 
যখন তাতে এমন গ্রহণযোগ্য ও প্রিয় বান্দাদের দাসতৃও শামিল থাকবে । 
বস্তুতঃ আল্লাহ তা“আলা মানুষদের থেকে এত বেশি উঁচু ও বড় যে, সরাসরি 
তার ইবাদত আদৌ ফলপ্রসূ হতে ও তার দরবারে পৌঁছুতে পারে না। তাই 
দরবারে এলাহীর সেসব প্রিয়পাব্রগণ দেখেন, শোনেন এবং স্বীয় বান্দাদের 
জন্য সুপারিশ করেন। তাদের কাজ কারবারের ব্যবস্থা করেন। তাদের 
সাহায্য করেন। তারা তাদের নামে পাথর খোদাই করে এবং তাদেরকে 
নিজেদের মনোযোগিতার কেন্দ্রবিন্দু ও কিবলা বানিয়ে নেয়। পরবর্তী এমন 
লোক এসেছে, যারা এ মূর্তিগুলো এবং যাদের নামে এসব মূর্তি তৈরী করা 
হয়েছিল, তাদের মধ্যে পার্থক্য বুঝতে পারেনি। তারা স্বয়ং এগুলোকে 
উপাস্য মনে করে বসে। 

অন্যত্র আরও লিখেন, ‘আরবের মুশরিকরা দাবী করত, আল্লাহ 
তা'আলার আকাশ-মাটি সৃজনে কেউ অংশীদার নেই।.তন্রপ এতদুভয়ের 
মধ্যে যেসব অণু-পরমাণু রয়েছে, সেগুলোর সৃষ্টিতেও কেউ তার অংশীদার 
নেই। গুরুত্বপূর্ণ বিষয়াদি ও কাজকর্ম সমাধানেও কেউ তার অংশীদার নেই। 
তার সিদ্ধান্তকে রহিত বা স্থগিতকারী চূড়ান্ত নির্দেশ প্রতিহতকারীও কেউ 
নেই। আল্লাহ তাআলা কুরআনে কারীমে.ইরশাদ করেন, 

এ) 01981 ১৯315 ০৬৯ ৯০৭ শন 949 

“তোমরা যদি সেসব মুশরিকদের জিজ্ঞেস করো, আকাশ-মাটি কে সৃষ্টি 
করেছে? তাহলে তারা অবশ্য অবশ্যই বলবে, আল্লাহ ৷’ (সুরা লোকমান : ২৫) 

কুরআনে কারীম স্বয়ং সাক্ষ্য দিচ্ছে, এসব মুশরিক আল্লাহ তাআলাকে 
মানত । তার কাছে প্রার্থনাও করত। 
ফর্ম- ০৮ Wwww.iscalibrary.com 


বরং তার কাছেই প্রার্থনা করত ।' (সূরা আন'আম : ৪১) 
১৪ | 09০৭০ ০০ ০০ 

“একমাত্র তার কাছেই দু'আ করলে কাজে আসে । অন্যের কাছে দু'আ 
প্রার্থনা বৃথা (নিষ্ফল) যায়।' (সূরা ইসরা : ৬৭) 

বস্তুতঃ এসব মুশরিকের ভ্রষ্টতা ও অধর্ম ছিল এই যে, তাদের বিশ্বাস 
ছিল, কিছু ফিরিশতা ও পুণ্যাত্মা আছেন- যারা বেড় কাজগুলো বাদ দিয়ে) 
স্বীয় প্রভুর সেসব ছোট-খাট, ক্ষুদ্র ও পরোক্ষ বিষয় আঞ্জাম দেন এবং তার 
কাজ সমাধান করে দেন, যেগুলোর সম্পর্ক তার সত্ত্বা, সন্তানাদি, ধন-সম্পদ 
ও অধীনস্থদের সাথে। তাদের মতে তাদের সাথে প্রভুর এমনই সম্পর্ক 
রয়েছে, যেমনটি বাদশার সাথে কোনও রাজকীয় গোলামের থাকে এবং কোন 
দূত, সুপারিশিকারী ও প্রিয়পাত্রদের হয়ে থাকে ক্ষমতাধর সম্রাটের সাথে। 
আল্লাহর শরীয়তে যেখানেই আলোচিত হয়েছে, আল্লাহ তা“আলা কিছু কাজ 
তার কিছু ফিরিশতাদের দায়িত্বে ন্যস্ত করেছেন কিংবা প্রিয়পাত্রদের দু'আ 
প্ার্থনাগুলো কবুল করা হয়, মূর্খ লোকজন সেসবকে ভিত্তি করে তাদেরকে 
এমন ক্ষমতাধর ও শক্তিমান বুঝে নিয়েছে, যেমন স্বয়ং বাদশা স্বাধীন 
সর্বেসর্বা হয়ে থাকে । অথচ এটা ছিল বাস্তবের উপর অদৃশ্য জগতকে অনুমান 
করা আর এর দ্বারাই সকল কলুষতা ও পাপাচার সৃষ্টি হয়েছে। 

এভাবেই শাহ সাহেব সর্বসাধারণ এবং সাধারণদের মত বিশেষ মহলের 
লোকদের অসংখ্য শিরকী আকীদা ও কাজকর্মের মূলোৎপাটন করেন। বিদীর্ণ 
করেন, সেই ধোকার পর্দা, যার কারণে অনেক জাহেল-মূর্খ ও জ্ঞানের 
দাবীদাররা যেসব কাজকর্ম, রুসম-রেওয়াজ, শিরকী নিদর্শন, গাইরুল্লাহর 
নামে মান্নত ও যবাই করা, বুযুর্গদের নামে রোযা রাখা, ওয়ালী-বুযুর্গদের 
কাছে দু'আ প্রার্থনা, ভয় ও আশা, সাহায্য ও আশ্রয় প্রার্থনা, তাদের সাথে 
সম্পৃক্ত বন্তসমূহকে হেরেম শরীফ ও বাইতুল্লাহর মত সম্মান প্রদর্শন, তাদের 
জন্য তদ্রপ সম্মানের প্রতি যত্নবান থাকা, বিশ্বজগতে তাদের ছোট ছোট 
কার্যক্রম, মানুষের সৌভাগ্য-দুর্ভাগ্য, অসুস্থতা ও সুস্থতা, রিযিকের স্বচ্ছলতা 
ও দৈন্যদশায় ক্রিয়াশীল হওয়ার শিরকী আকীদায় আক্রান্ত আর 4 ১১০৬ 
85] 41174 এর উপর আমল করা, তাওবা-ইস্তিগফার, আল্লাহর উপর 
তাওয়ারুল ইত্যাদির অমূল্য সম্পদ থেকে তারা ছিল বঞ্চিত। যাদের কোনও 
কোনও অবস্থা শুনে ও আমল দেখে অজান্তেই মনে পড়ে যায় কুরআনে 
কারীমের নিম্নোক্ত আয়াত- 


Wwww.iscalibrary.com 


UF ৯3 91 405 ANS 0০ 0০08 5 

‘আর এরা অধিকাংশই আল্লাহর উপর ঈমান রাখে না, তবে সেই সাথে 
তারা শিরক করে ।' (সূরা ইউসুফ : ১০৬) 

শাহ সাহেব এবং তার উত্তরসূরীদের যদি এই তাওহীদের আকীদা- 
সংস্কার, এর ব্যাখ্যা-বিশ্লেষণ, প্রচার-প্রসার ও এ সংক্রান্ত ভুল তথ্য-জ্ঞান 
দূরীভূত করা ছাড়া অন্য কোন কৃতিত্ব না-ও থাকত, তবু এই একটিমাত্র 
কৃতিত্ই তাকে উন্মতের মুজাদ্দিদ (সংস্কারক) বলে গণ্য করতে যথেষ্ট ছিল। 
অন্যান্য কৃতিত্ব তো আরও উর্ধ্বে; যার বিবরণ অত্যাসন্ন। 


আকাইদের তত্-জ্ঞান 
কুরআন সুন্নাহর আলোকে, সাহাবা ও তাবেঈনে কিরামের মতানুসারে 
শাহ সাহেব (র) এর বুনিয়াদী সংস্কারমূলক কর্মকাণ্ড ছাড়া, যার সম্পর্ক 
ছিল সাধারণ মুসলমান ও.গোটা মুসলিম সমাজের সাথে, যা ছাড়া হেদায়াত 
ও জটিলতা মুক্ত এবং আল্লাহর সাহায্য-সহযোগিতা ছিল অসন্ভব- তার 
আরেকটি পরোক্ষ শিক্ষা ও সংস্কারমূলক কীর্তি ছিল, তিনি আকাইদের তত্- 
জ্ঞানের কাজ কুরআন-সুন্নাহের আলোকে আঞ্জাম দিয়েছেন। এ ব্যাপারে 
সাহাবায়ে কিরাম ও তাবেঈগণের মতাদর্শ ও চিন্তাধারা অনুযায়ী কাজ করার 
দাওয়াত দিয়েছেন। আর নিজে এর উপর আমল করে পেশ করেছেন এর 
শিক্ষণীয় দৃষ্টান্ত । মুসলিম বিশ্বের শিক্ষা জগতে যুগ যুগ ধরে এমন যুগশ্রেষ্ঠ 
অসাধারণ ধীমান চিন্তাবিদ ও নছসমূহের অনুবর্তী মুজাহিদের প্রয়োজন ছিল 
অপরিসীম ৷ যিনি দর্শন ও দার্শনিকদের চিন্তাধারার সঙ্গে (স্বয়ং যাদের ইলমে 
কালামের উপর পূর্ণ প্রভাব পড়েছিল) চক্ষু মিলিয়ে কথা বলবেন । কুরআনের 
উপর যার ঈমান হবে এমন, যেভাবে তা অবতীর্ণ হয়েছে। আল্লাহ্‌ তা'আলার 
গুণাবলি ও কর্মক্রিয়াসমূহ তিনি কোন প্রকার রদবদল ও ব্যাখ্যা টানা ছাড়া 
তন্রপই মেনে চলবেন, যেরূপ তিনি স্বয়ং তার সম্পর্কে বলে থাকেন। এসব 
বাস্তবতার এমন তাফসীর (ব্যাখ্যা) করবেন, যাকে একদিকে জ্ঞান ও শরয়ী 
দলীল-প্রমাণ শক্তিশালী করে, অপরদিকে বিবেক এবং যুক্তিও একে স্বীকার 
করে অকুণ্ঠচিত্তে। এরূপ মহাপুরুষ কুরআনিক জ্ঞানের সাগর ও নববী 
ইলমের পাঠশালা থেকে ফয়েয ও বরকতণ্রাপ্ত হকপন্থী উলামায়ে কিরামই 
হতে পারেন। যিনি ছিলেন দর্শন শাস্ত্র ও মুতাকাল্রিমসুলভ সূক্মদৃষ্টি সম্পর্কে 
পুরোপুরি ওয়াকিকহাল হওয়ার সঙ্গে সঙ্গে আকাইদে কিতাবুল্লাহ ও সুন্নাতে 
মুতাওয়াতিরের অনুগত। আল্লাহ তাআলার উপর সেসব গুণবৈশিষ্ট্যসহ 
ঈমান ও বিশ্বাস রাখতেন, যা তিনি তার কিতাবে (কুরআনে কারীমে) বর্ণনা 


Wwww.iscalibrary.com 


করেছেন। একটি হাদীসে উলামায়ে হকের যে পরিচয় বর্ণিত হয়েছে, তার 
উপর পুরোপুরিভাবে তা প্রযোজ্য হত । 


58953 ০১] J coal ০০৪০০ ০8৯] ০১৯ ০০ 93988 
১০৪৪৯ 


‘তিনি উণ্ববাদীদের বিকৃতি-রদবদল, মিথ্যাপূজারীদের ভুল সম্পর্ক এবং 
মূর্খদের অপব্যাখ্যা থেকে দীনকে সংরক্ষণ করেন’ 

এসব উলামায়ে কিরাম থেকে কোনও যুগ শূন্য ছিল না। এই 
মহাপুরুষদের মধ্যে ৮ম হিজরী শতকের বিশিষ্ট আলেম শায়খুল ইসলাম 
হাফেয ইবেন তাইমিয়া হাররানী (র) (মৃত্যু ৭২৮ হি.) তারপরে তার বিশিষ্ট 
শিষ্য আল্লামা ইবনে কাইয়িম জযিয়া “যাদুল মা'আদ' রচয়িতা (মৃত্যু ৭৯১ 
হি.) এবং এই মতাদর্শে বিশ্বাসী অন্যান্য অনেক বিশিষ্ট উলামায়ে কিরাম 
রয়েছেন, যাদের তালিকা তেমন দীর্ঘ নয়। 

ইমাম ইবনে তাইমিয়া (র)-এর পরে যদি এক্ষেত্রে পূর্ণ আস্থার সাথে 
কারও নাম নেওয়া যায় এবং তার কর্মতৎপরতা আলেম-উলামাদের সম্মুখে 
থাকে, তাহলে তিনি হযরত শাহ ওয়ালীউল্লাহ রে)। যিনি আকাইদের তত্ত্ব 
জ্ঞান এবং একে পূর্বসূরী তাবিঈন ও তাবে-তাবেঈদের জ্ঞান ও মতাদর্শ 
অনুযায়ী পেশ করার পূর্ণ যোগ্যতা রাখতেন । কেননা একদিকে তিনি ইউনানী 
দর্শন ব্যাপক ও গভীরভাবে অধ্যয়ন করেছিলেন। ইলমে কালামের পূর্ণ 
ভাণ্ডার তার চোখের সামনে বরং তার আয়ত্বাধীন ছিল। অপরদিকে তিনি 
ছিলেন কুরআনে কারীমের দূরদর্শী মুফাসসির, ইলমে হাদীসের বিশিষ্ট পণ্ডিত 
এবং শরীয়তের সৃক্মতা ও উদ্দেশ্যের তত্জ্ঞানী। এজন্য তিনি ছিলেন 
“শাব্দিকতা’ ও ব্যাখ্যা" এর মাঝে ভারসাম্য রক্ষাকারী । তার রচিত “ 5২3৪ 
5০০৯ (আল-আকীদাতুল হাসানাহ) মর্মের গভীরতা এবং ভাষার মধুরতা ও 
গ(তশালতা দু'টিরই সম্পূরক ছিল। এ গ্রন্থটি ইলমে তাওহীদ তথা ইলমে 
কালামের এমন একটি মতন (মেরুদণ্ড), যার মধ্যে আহলে সুন্নাত ওয়াল 
জামাতের আকীদা-বিশ্বাসের সেই-মগজ ও সারনির্যাস এসে গেছে, যার 
সম্পর্কে প্রত্যেক শিক্ষিত-জ্ঞানী মুসলমানের অবগত হওয়া উচিত; যে 
নিজেকে আহলে সুন্নাতের দলভুক্ত বলে পরিচয় দেয় এবং তাদের আকীদা- 
বিশ্বাসকে নিজের শে'আর ও আদর্শ বানাতে চায়। 

শাহ সাহেব তার স্বরচিত ফার্সী পুক্তিকা “ওছায়া'তে লিখেন, এই অধমের 
প্রথম অসীয়ত হচ্ছে, ঈমান ও আমলে কুরআন-সুন্নাহকে দৃঢ় হস্তে আকড়ে 


Wwww.iscalibrary.com 


হযরত শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্দিস দেহলভী (র)-এর জীবন ও কর্ম ১১৭ 


ধরতে হবে। সর্বদা এর উপর আমল করতে হবে। আকীদা-বিশ্বাসে 
মুতাকাদ্দিমীন (প্রবীণ) আহলে সুন্নাতের মতাদর্শ গ্রহণ করতে হবে। আর 
সিফাত ও আয়াতে মুতাশীবিহাত (সাদৃশ্যপূর্ণ বা অস্পষ্ট আয়াতসমূহ) -এর 
ব্যাপারে সালফগণ (প্রবীণ উলামায়ে কিরাম) যেসব স্থানে ব্যাখ্যা ও 
তন্বানসন্ধানের মাধ্যমে কাজ নেননি, তা থেকে বিরত থাকতে হবে । কাঁচা 
তার্কিকের কাল্পনিক চিত্রকলার প্রতি ভ্রুক্ষেপ করবে না। 

“আসমা ও সিফাত’ সম্পর্কে শাহ সাহেবের চিন্তাধারা ও মতাদর্শ কিছুটা 
অনুমান করা যাবে পরবর্তী উদ্ধৃতি থেকে । তিনি লিখেন- ‘আল্লাহ তদপেক্ষা 
মহান ও উচু যে, তিনি বিবেক-বুদ্ধি কিংবা ইন্দরিয়ের সাহায্যে যাচাই-বাছাই 
হবেন অথবা তার মধ্যে সিফাতগুলো এমনভাবে বিদ্যমান হবে, যেভাবে 
অণুগুলো পরমাণুর মধ্যস্থতায় অস্তিত্ব লাভ করে অথবা তিনি এমন হবেন যাকে 
সাধারণ বিবেক-বুদ্ধি উপলব্ধি করতে পারে বা প্রচলিত শব্দে তাকে ব্যক্ত 
করতে পারে। সেই সাথে মানুষদেরকে বলে দেওয়াও জরুরী, যাতে যথাসম্ভব 
মানবতার পূর্ণতা এসে যায়। এমতাবস্থায় উক্ত সিফাতগুলোর ব্যবহার সেসব 
অর্থে করা ছাড়া গত্যন্তর নেই, যাতে সেগুলোর ফলাফল ও আবশ্যকীয়তা বুঝে 
নেওয়া যায়। যেমন, আমরা আল্লাহর জন্য “রহমত' সাব্যস্ত করি। এর দ্বারা 
উদ্দেশ্য অনুগ্রহ-অনুকম্পার বিশাল দান; মনের বিশেষ অবস্থা নয়। (যাকে 
মূলতঃ রহমত বলা হয়।) এ পন্থায় আল্লাহর কুদরতের ব্যাপকতা প্রকাশের 
জন্য বাধ্য হয়ে আমাদেরকে ইস্তিআরা (রূপক) হিসেবে সেসব শব্দ ব্যবহার 
করতে হবে, যেগুলো মানবীয় শক্তি-ক্ষমতার জন্য ব্যবহার করা হয়! কারণ, 
সেসব অর্থ ব্যক্ত করার জন্য আমাদের কাছে এর চেয়ে উত্তম কোনও শব্দমালা 
নেই। এরূপভাবে উদাহরণস্বরূপ অনেক শব্দ ব্যবহার করতে হবে৷ তবে শর্ত 
হল, তার দ্বারা যেন প্রকৃত অর্থ উদ্দেশ্য না হয় বরং যেসব অর্থ আল্লাহর জন্য 
সত্ত্বার মুনাসিব ও উপযোগী, সকল আসমানী ধর্মের একমত্যে সে পদ্ধতিতেই 
সিফাতসমূহ ব্যক্ত করতে হবে। উক্ত শব্দগুলো এভাবেই উদ্ধৃত হবে। এছাড়া 
অন্য কোনও আলোচনা ও অনুসন্ধান করা হবে না। এ মতাদর্শ বা মাহাবই 
সেকালে ছিল। যার কল্যাণ ও বরকতের সাক্ষ্য দেওয়া হয়েছে। (অর্থাৎ তাবে 
তাবেঈনের যুগ পর্যন্ত)। এরপর এমন কিছু লোক মুসলমানদের মধ্যে জন্ম 
নিয়েছে, যারা কোনও অকাট্য নছ ও সুদৃঢ় দলীল-প্রমাণ ব্যতিত এসব 
মাসয়ালায় চিন্তা-গবেষণা শুরু করে দিয়েছে।' 

শত শত বছর ধরে মুসলিম বিশ্বে বিশেষতঃ সেসব রাষ্ট্রে যেগুলো শিক্ষা, 
জ্ঞান-গবেষণা, চিন্তাধারা ও পাঠ্যক্রম হিসেবে ইরানের পদানত ছিল, যেসব 
দার্শনিক সৃক্ষদর্শিতা, সিফাতসমূহের সুদূরপ্রসারী ব্যাখ্যা-বিশ্লেষণ_ যার 


Wwww.iscalibrary.com 


ফলশ্রুতিতে সে বেকার ও অর্থহীন হয়ে পড়ে আর ইউনানী দর্শনের মানসিক 
গোলামী পর্যন্ত প্রভাবিত হওয়ার যুগ ছিল। সালফ বা প্রবীণদের সম্পর্কে 
তাদের ধারণা চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল, যারা অত্যন্ত সতর্কতা ও 
ইনসাফের সাথে কাজ করতেন। তারা বলতেন ৯১০ el এ... ১১১০ 
২1০1 45 তথা সালফদের মতাদর্শে সতর্কতা আর খালফ বা পরবর্তীদের 
গবেষণায় আছে তর্ত্বজ্ঞান। সুতরাং এই প্রেক্ষাপটে শাহ সাহেবের এই 
খেদমত ও সাহসিকতা এক মুজতাহিদ ও মুজাদ্দিদসুলভ কৃতিত্ব বৈ কি? 

আসমা ও সিফাত (আল্লাহর নাম ও গুণাবলি) সম্পর্কে প্রবীণদের 
মাযহাবের সমর্থন, মুতাকান্লিমীন (বাগ্নী) দার্শনিকদের সঙ্গে (যারা 
সৃক্মাতিসূক্ম ব্যাখ্যা-বিশ্লেষণের মাধ্যমে কাজ নিয়েছেন এবং তাদের 
আকওয়ালে সিফাত বা সিফাত সম্পর্কিত অভিব্যক্তি সম্পর্কে অনেক সময় 
এদেরকে নিরর্থকতা ও সিফাতসমূহ নাকচ করার স্তরে যেতেও দেখা যায়) 
সম্পর্কহীনতা এবং হাদীস ও সুন্নাতের আকর্ষণ, ভালবাসা ও সম্মান প্রদর্শন 
তাকে শায়খুল ইসলাম ইবনে তাইমিয়া (র)-এর পক্ষ থেকে (জবাবদান) ও 
তার উচ্চ মর্যাদার স্বীকৃতিদানে উৎসাহিত করেছেন। যার ব্যক্তিত্ব এ শেষ 
শতকগুলোতে বড় বিতর্কিত বরং ভর্ত্সনা, অভিশাপ ও সংশয়ের লক্ষ্যস্থল 
হয়ে গিয়েছিল। শাহ সাহেব অত্যন্ত উচ্চাঙ্গের ভাষায় তার পরিচয় দিয়েছেন 
এবং তার পক্ষ থেকে প্রতিরোধ করেছেন ।-তিনি “তাফহীমাতে এলাহিয়্যাহ' 
গ্রন্থে লিখেন, “শায়খুল ইসলামের কথাবার্তায় এমন কোনও বিষয় নেই, যার 
পক্ষে তার কাছে কুরআন-হাদীস ও আছারে সলফ (পূর্বসূরীদের আমল)-এর 
মধ্য. হতে কোন তত্তব-প্রমাণ 'নেই। এমন আলেমে দীন পৃথিবীর বুকে 
(আল্লাহর প্রিয় সৃষ্টি) সুপাংক্তেয়। কে সে ব্যক্তি, যে রচনা ও বর্ণনায় তার 
মর্যাদায় পৌঁছার সক্ষমতা বা যোগ্যতা রাখে? আর যারা তার বিরুদ্ধে অসংখ্য 
অভিযোগ-আপত্তি ছুড়ে মেরেছে, তাদের ভাগ্যে তার যোগ্যতাসমূহের 
দশভাগের একভাগও নসীব হয়নি। 


Wwww.iscalibrary.com 


ষষ্ঠ অধ্যায় 


হাদীস ও সুন্নাতের প্রচার-প্রসার, 
ফিকাহ ও হাদীসের মধ্যে সমন্বয় আনার প্রয়াস 


হাদীসের গুরুত্ব এবং প্রত্যেক দেশ ও যুগে এর প্রয়োজনীয়তা 

ভারত উপমহাদেশে শেষযুগে (তথা বারো হিজরী শতকের মাঝামাঝি 
থেকে অদ্যাবধি) শাহ সাহেব হাদীসের প্রচার-প্রসার, দরসে হাদীসের 
পুনর্জীবন দান, হাদীস শাস্ত্রের সঙ্গে মহানুভবতা এবং এই শাস্ত্রে তার বিজ্ঞতা 
ও গবেষণামূলক রচনাবলির মাধ্যমে এমন বিশাল সংস্কারকর্ম আঞ্জাম 
দিয়েছেন, যা তার সংস্কার প্রবন্ধ ও জীবনগন্থের একটি গুরুত্বপূর্ণ ও 
আলোকোজ্জ্বল অধ্যায় । তার অন্যান্য জ্ঞানগত যোগ্যতা ও ধর্মীয় খেদমতের 
উপর যা এতখানি প্রবল হয়ে গেছে যে, “মুহাদ্দিসে দেহলভী’ তার নামের 
অংশ ও তার পরিচিতির শিরোনাম হয়ে গেছে। আর মানুষের মুখে মুখে ও 
লিখনীতে ‘হযরত শাহ মুহাদ্দিসে দেহলভী” প্রচলিত হয়ে গেছে। 

কিন্তু এই কৃতিত্বের ইতিহাস ও ব্যাখ্যা প্রদানের পূর্বে এর গুরুতু-মাহাত্য 
বুঝার জন্য প্রথমে জেনে নিতে হবে, দীনী শরীয়তের নেযাম, ইসলামকে তার 
সঠিকরূপে টিকিয়ে রাখার চেষ্টা-সংগ্রাম, ইসলামী ভাবধারা ও পরিবেশ তৈরী 
এবং সংরক্ষণে হাদীস কিরূপ মর্যাদা রাখে? প্রত্যেক যুগ ও প্রত্যেক দেশে 
(যেখানে মুসলমান আছে) এর প্রসার ও সংরক্ষণের প্রয়োজন কেন? এর প্রতি 
উদাসীনতা, অজ্ঞতা বা অস্বীকৃতি কতটা ভয়াবহ এবং কত বড় বিপর্যয় ডেকে 
আনে? কোনও যুগ বা দেশ থেকে এই শাস্ত্র বিলীন বা বিস্মৃত হয়ে যাওয়া 
কত বড় শূন্যতা সৃষ্টি করে, যা অন্য কোনও পন্থায় বা উপাদানে পূরণ হতে 
পারে না? এর ব্যাখ্যার জন্য লেখক তার স্বরচিত একটি পুস্তিকার একটি 
উদ্ধৃতি পেশ করছে। যেখানে এই বাস্তবতাকে পুরোপুরিভাবে প্রতিভাত ও 
প্রমাণ করার চেষ্টা চালানো হয়েছে। 
হাদীস উম্মতের জন্য সঠিক মানদণ্ড 

“হাদীসে নববী (স)' এমন একটি যথোপযুক্ত মানদণ্ড, যাতে প্রত্যেক 
যুগের সতকর্মশীল ও সংস্কারক-সুজাদ্দিদগণ এ উম্মতের ঈমান-আমল ও 
আকীদা-বিশ্বাস, চিন্তাধারা ও দৃষ্টিভঙ্গিগুলো পরিমাপ করতে পারে । অবগত 

Wwww.iscalibrary.com 


হতে পারে উম্মতের দীর্ঘ ্রতিহাসিক ও বিশ্বময় সংঘটিত বিপ্লব ও পরিবর্তন 
সম্পর্কে। আখলাক-চরিত্র ও আমলে ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ভারসাম্য ও 
সামঞ্জস্য আসতে পারে না, যতক্ষণ পর্যন্ত কুরআন-হাদীসকে একই সাথে 
সামনে না রাখা হবে। যদি হাদীসে নববী (স)-এর সেই ভাণ্ডার না হত, যা 
সংযত, পূর্ণাঙ্গ ও ভারসাম্যপূর্ণ জীবনের সঠিক পথপ্রদর্শন করে, যদি সেই 
্রজ্ঞাপূর্ণ নববী শিক্ষা আর এই আহকাম না হত, যার আনুগত্য, রাসূলে 
কারীম (স) মুসলিম সমাজকে করিয়েছেন, তাহলে এই উম্মত ইফরাত- 
তাফরীত তথা অতিরগ্রন-বাড়াবাড়ি ও শিথিলতার শিকার হয়ে যেত। অক্ষুণ্ন 
থাকত না তার ভারসাম্য। সেই আমলী ও বাস্তব দৃষ্টান্ত অস্তিতু লাভ করত 
না, যার অনুসরণ করার জন্য মহান আল্লাহ তা'আলা নিম্নোক্ত আয়াতে 
কারীমায় উপমা দিয়েছেন 
২০৯ 5৪এ এ॥ 0৯59 ওই ০০ OS এ 

“নিশ্চয় তোমাদের জন্য রাসূলে কারীম (স)-এর সত্ত্ায় রয়েছে উত্তম 
আদর্শ ৷’ (সূরা আহ্যাব-২১) 

আর সে আনুগত্যের দাওয়াত দিয়েছেন নিম্নোক্ত আয়াতে কারীমায়- 

53619853481 1৯3 ০১৯০২ এ ০৯৯০ ০৪৩ এ এ 

‘আপনি বলে দিন! তোমরা যদি আল্লাহর ভালবাসা পেতে চাও, তবে 
আমার অনুসরণ কর। আল্লাহ তা'আলা তোমাদেরকে ভালবাসবেন এবং 
তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন ।” (সূরা আলে ইমরান ৩১) 

এটি এমন একটি বাস্তবিক দৃষ্টান্ত, যার প্রয়োজন সকল মানুষের ৷ যার 
দ্বারা সে পারে সফল জীবন লাভ এবং শক্তি ও আস্থা-নির্ভরতা অর্জন করতে । 
নিশ্চিত হতে পারে যে, ব্যবহারিক জীবনে ধর্মীয় বিধি-বিধান কার্যকর করা 
নিছক সহজই নয় বরং একটি বাস্তবতা । 

হাদীসে নববী (স) জীবনী, শক্তি ও প্রভাবশক্তিতে ভরপুর। সর্বদা তা 
সংশোধন-সংস্কার কার্যক্রম, বিপর্যয়, কলুবতা ও বিদ'আতের বিরুদ্ধে 
কাতারবন্দি ও যুদ্ধোনুখ হওয়া এবং সমাজের হিসাব নেওয়ার প্রতি উদ্বুদ্ধ 
করতে থাকে । আর এর প্রভাবে প্রত্যেক যুগ ও প্রত্যেক দেশে এমন ব্যক্তিবর্গ 
তৈরী হতে থাকে, যারা সংস্কার-সংশোধনের ঝাপ্তা সমুন্নত করেছেন৷ কাফন 
পরে রণাঙ্গণে এসেছেন। প্রকাশ্য যুদ্ধ করেছেন বিদ“আত, গোমরাহী, কুসংস্কার 
ও বর্বর তার বিরুদ্ধে। দাওয়াত দিয়েছেন খাঁটি দীন ও সঠিক ইসলামের । 
কাজেই মুসলিম উন্মাহর জন্য হাদীসে নববী একটি অকাট্য অবিচ্ছেদ্য 


Wwww.iscalibrary.com 


হযরত শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্দিসে দেহলভী (র)-এর জীবন ও কর্ম ১২১ 


বাস্তবতা এবং তার অস্তিত্বের জন্য আবশ্যকীয় শর্ত। এর সংরক্ষণ, বিন্যাস ও 
সংকলন, নিরাপত্তা ও প্রচার-প্রসার ব্যতীত উম্মতের এই ধর্মীয়, চিন্তাগত, বাস্ত 
বিক ও চারিত্রিক স্থায়িত্ব আর ধারাবাহিকতা অক্ষুণ্ন থাকত না । 


ইসলামের ইতিহাসে সংস্কার আন্দোলন হাদীস শাস্ত্রের সঙ্গে সম্পৃক্ত 

হাদীসে নববী ও সুন্নাতে নববী (স)-এর ভাণ্ডার সর্বদা সংশোধন-সংস্কার 
ও মুসলিম উম্মাহর মধ্যে সঠিক ইসলামী চিন্তাধারার উৎস ছিল। এর থেকেই 
সংস্কারের ঝাণ্ডা উত্তোলনকারীগণ ইতিহাসের বিভিন্ন যুগে বিশুদ্ধ ধর্মীয় জ্ঞান ও 
সঠিক ইসলামী চিন্তাধারা সংগ্রহ করেছেন। সেসব হাদীস দ্বারাই তারা দলীল- 
প্রমাণ দিয়েছেন। দীন ও ইসলামের দাওয়াতে এটাই ছিল তাদের সনদ, 
তাদের হাতিয়ার ও ঢাল। ফিৎনা-ফাসাদ, বিপদ-বিপর্যয় ও দাঙ্গা-হাঙ্গামার 
বিরুদ্ধে যুদ্ধ ও প্রতিদ্ন্দিতার ক্ষেত্রে এটাই ছিল তাদের প্রেরণা ও 
প্রতিরোধশক্তি। আজও যে ব্যক্তি মুসলিম উম্মাহকে সত্য দীন ও পূর্ণাঙ্গ 
ইসলামের পথে ফিরে আসার দাওয়াত দিতে চায়, তার এবং নববী জীবন ও 
আদর্শের মাঝে সুসম্পর্ক স্থাপনের ইচ্ছা রাখে আর যাকেই প্রয়োজন ও যুগের 
পরিবর্তন নতুন আহকাম উদ্ভাবনে বাধ্য করে, তিনি এই উৎসমূল থেকে 
অমুখাপেক্ষী হতে পারেন না। 

এ বাস্তবতার পক্ষে ইসলাম ও মুসলমানদের ইতিহাস সাক্ষ্য- যখনই 
হাদীস্‌ ও সুন্নাতের কিতাবাদির সাথে মুসলমানদের সম্পর্ক ও জ্ঞানে ঘাটতি 
সৃষ্টি হয়েছে আর দীর্ঘ সময় পর্যন্ত এই ঘাটতি অব্যাহত রয়েছে, তখন দাঈগণ 
এবং চারিত্রিক দীক্ষা ও আত্মশুদ্ধির আধ্যাত্মিক মুরববীদের আধিক্য, পৃথিবীতে 
যুহদ অবলম্বনকারীদের উপস্থিতি এক ধরনের সুন্নাতের অনুসরণ সত্বেও এই 
মুসলিম সমাজ, যা ইসলামী শাস্ত্র-জ্ঞানে সুদক্ষ, দর্শন-প্রজ্ঞার শাস্ত্রীয় পণ্ডিত ও 
কবি সাহিত্যিকে পরিপূর্ণ ছিল; ইসলামের শক্তি ও বিজয় আর মুসলমানদের 
শাসন ব্যবস্থায় কালাতিপাত করছিল, সেখানে নিত্যনতুন বিদ'আত, কুসংস্কার, 
অনারব রুসম-রেওয়াজ এবং অচেনা পরিবেশের প্রভাব তার আধিপত্য বিস্তার 
করে ফেলে। এমনকি পূর্বের সেই বর্বর সমাজের নতুন সংস্করণ এবং তার 
পূর্ণাঙ্গ প্রতিচ্ছবি হয়ে যাওয়ার আশঙ্কা হতে থাকে। অক্ষরে অক্ষরে রাসূলে 
কারীম (স)-এর নিম্নোক্ত ভবিষ্যদ্বাণী ও হাদীস প্রতিফলিত হয়। 

019380519১3 ০৪19৯ eSB 05 ০০ ০৭ xin) 

“তোমরা অক্ষরে অক্ষরে পূর্ববর্তী উম্মতদের পদাঙ্ক অনুসরণ করে চলবে ৷’ 

তখন সংস্কারের শ্লোগান স্তব্ধ এবং জ্ঞানের প্রদীপ নিম্প্রভ হতে থাকে। 
Wwww.iscalibrary.com 


মুসলমানদের 
জীবন পর্যালোচনা করুন, যখন ভারত উপমহাদেশের শিক্ষা ও ধর্মীয় 
কেন্দ্রচলোর হাদীস শরীফ ও সুন্নাতে নববী (স)-এর খাঁটি উৎসস্থল ও 
প্রাণকেন্দ্রের সাথে সম্পর্ক প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। ইলমে দীনের 
কেন্দ্ৰসমূহ এবং হিজায, ইয়ামেন ও মিসর ও সিরিয়ার সেসব মাদরাসার সঙ্গে 
যেখানে হাদীস শরীফের দরস হত- কোনও সম্পর্ক ছিল না। ফিকাহ, উসূল ও 
তার ব্যাখ্যাথস্থসমূহ এবং ফিকহী সৃক্্তা ও দূরদর্শীতা, আর দর্শন-প্রজ্ঞার বই- 
পুস্তকের ব্যাপক প্রচলন ছিল। অনায়াসেই দেখা যেত, কিভাবে বিদ“আতীদের 
দৌরাত্ম্য চলছে! অপকর্ম সাধারণ হয়ে গিয়েছিল। ইবাদত ও আল্লাহর নৈকট্য 
লাভের কত শত নতুন রূপরেখা ও পথ-পন্থা আবিস্কার করে নিয়েছিল মানুষ । 
লেখক “তারীখে দাওয়াত ও আধীমত' গ্রন্থের চতুর্থ খণ্ডে হিজরী দশ শতকের 
এক বিখ্যাত ও মকবুল শায়খে তরীকত শায়খ মুহাম্মদ গাউস গোয়ালিয়ারী 
€র) বিরচিত “জাওয়াহিরে খামসা'-এর আলোচনা প্রসঙ্গে লিখেছেন, 

“গুজরাটে, যেখানে উলামায়ে আরবের শুভাগমন ও হারামাইন শরীফাইনে 
আসা-যাওয়ার কারণে হাদীসের ব্যাপক প্রসার হয়ে গিয়েছিল, জন্ম 
নিয়েছিলেন আল্লামা আলী মুত্তাকী বুরহানপুরী ও তার বিখ্যাত শাগরেদ 
মুহাম্মদ তাহের পাটনী (দেশ হিজরী শতকে) ৷ ভারতবর্ষ তখন সিহাহ সিত্তাহ 
এবং সেসব লেখকদের কিতাবাদি সম্পর্কে অপরিচিত ছিল, যারা হাদীস 
সংকলন ও বিদ“আত-কুসংস্কার প্রতিরোধের কাজ করেছেন, বিশুদ্ধ সুন্নাত ও 
প্রামাণ্য হাদীসসমূহের আলোকে জীবনের কর্ম পদ্ধতি পেশ করেছেন। 
ভারতবর্ষের সেসব স্থানীয় পুণ্যময় আধ্যাত্মিক দর্শন ও অভিজ্ঞতাসমূহের 
প্রভাব সমকালের প্রসিদ্ধ ও মাকবূল শাত্তারী বুযুর্গ শায়খ মুহাম্মদ গাউছ 
গোয়ালিয়ারী (র) -এর নন্দিত কিতাব “জাওয়াহিরে খামসা’ এর মধ্যে দেখা 
যেতে পারে। যার উৎস বেশিরভাগ বুযুর্ণদের উক্তি ও অভিজ্ঞতা । মনে হয় 
যেন বিশুদ্ধ হাদীসমূহ প্রমাণিত হওয়া কিংবা নির্ভরযোগ্য শামায়েল ও 
সীরাতগ্রন্থ থেকে সংগ্রহ করাকে জরুরী জ্ঞান করা হয়নি। এতে রয়েছে 
নামাযে আহযাব (যুদ্ধকালীন নামায), আশেকদের নামায, কবরকে 
আলোকিত করার নামায এবং বিভিন্ন মাসের বিশেষ নামায ও দু'আসমূহ। 
হাদীস ও সুন্নাতের আলোকে যার কোনও অস্তিত্ব নেই। 

এটা কেবল “জীওয়াহেরে খামসা'-এরই বৈশিষ্ট্য নয়। বুযুর্গদের 
মালফুযাতের অনির্ভরযোগ্য সংকলনে এর অসংখ্য দৃষ্টান্ত পাওয়া যায়। 
মাশায়িখের জন্য সম্মানসূচক সিজদার ব্যাপক প্রচলন ছিল। কবরসমূহকে 
প্রকাশ্যে সিজদাস্থল বানিয়ে নেওয়া হয়েছিল। এর উপর প্রদীপ জ্বালানো 


Wwww.iscalibrary.com 


হযরত শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্দিসে দেহলভী (র)-এর জীবন ও কর্ম ১২৩ 


হত। চাদর চড়ানো হত মক্কার হারাম শরীফের মত তার চারপাশে ঘুরে 
সম্মান প্রদর্শন করা হত। ওরস ও ফাতিহা পাঠের নানা ধরনের জশনে জুলুস 
করা হত। যেখানে থাকত বিপুল সংখ্যক নারী। নামাযে গাউছিয়া, নামাযে 
মাঁকুছ (প্রতিবিম্ব নামায), গাইরুল্লাহর নামে মান্নত, ওয়ালীআল্লাহ ও 
বুযুর্গদের নামে এবং তাদের সন্তুষ্টির উদ্দেশ্যে পশু যবাহ ও কুরবানী, 
গাইরুল্লাহর নামে রোযা রাখাসহ আরও বহু ধরনের (শিরক সমতুল্য) 
বিদ'আত-কুসংস্কার সর্বসাধারণের কাছে সমাদৃত ছিল। পীর-আউলিয়াদের 
জন্মদিন ও মৃত্যুদিবসে মাহফিল করা হত, নানা মেলা বসত । 

উলামায়ে কিরামের হাতে যদি হাদীসের গ্রন্থাবলি না হত এবং সুন্নাত ও 
বিদ“আতের মাঝে প্রভেদ ও পার্থক্য সৃষ্টির এই নির্ভরযোগ্য ও সহজপন্থা না 
হত, তাহলে শায়খুল ইসলাম ইবনে তাইমিয়া রে) (মৃত্যু ৭২৮ হি.)-এর যুগ 
থেকে হাকীমুল ইসলাম শাহ ওয়ালীউল্লাহ সাহেব (র) (মৃত্যু ১১৭৬ হি.)-এর 
যুগ পর্যন্ত উম্মতের সংস্কারক এবং দীনের খাটি-একনিষ্ঠ মুবাল্লিগ- 
ধর্মপ্রচারকগণের এই ধারাবাহিকতা অস্তিত্ব লাভ করত না। দৃষ্টিগোচর হত না 
যুগশ্রেষ্ঠ সংস্কারক এবং আকাইদ ও কুপ্রথা সংশোধনের নিবেদিতপ্রাণ 
অপরাজেয় ঝাণ্ডাবাহীদের। 

হিজরী দশ ও এগার শতকের আফগানিস্তান কোবুল, হেরাত ও গজনী) 
-এর উলামায়ে কিরামের অবস্থাসমূহ পর্যবেক্ষণ করুন। তাদের রচনাবলি 
দেখুন। সুন্নাত সংরক্ষণ, কুসংস্কার-বিদ“আত প্রতিরোধ, জ্ঞানগর্ভ গবেষণা ও 
মাসায়েল বিশ্লেষণের চিত্র খুব কম দৃষ্টিগোচর হবে। অকস্মাৎ মোল্লা আলী 
কারী (র) (আলী ইবনে সুলতান মুহাম্মদ হারবী, মৃত্যু : ১০১৪ হি.)-এর মত 
ব্যক্তিত্বের আবির্ভাব হয়। যিনি হিজায গমন করে সেখানকার বড় বড় 
মুহাদ্দিস ও উত্তাদদের থেকে হাদীসের সবক গ্রহণ করেন। তাতে অর্জন 
করেন দক্ষতা ও ব্যুৎপত্তি। হাদীস ও ফিকাহ গ্রন্থাবলির ব্যাখ্যা, বিভিন্ন 
মাসয়ালাকে প্রাধান্য দান এবং সমকালীন কিছু বিদ“আত নির্দ্বিধায় প্রতিরোধে 
তার এই সংস্কার ও গবেষণামূলক চিত্র সুস্পষ্ট দীন্তিমান। তাকে তার 
অধ্যয়ন, জ্ঞান-গবেষণা, সততা-সত্যবাদিতা ও ন্যায়ানুগতা এমন পর্যায়ে 
পৌঁছে দেয় যে, তিনি শায়খুল ইসলাম ইবনে তাইমিয়া রে)-এর সহায়তা 
করেন। সাক্ষ্য দেন, তিনি (শায়খুল ইসলাম) ছিলেন আহলে সুন্নাত ওয়াল 
জামাতের আকাবির (প্রবীণ আলেম) এবং উম্মতের পীর-আউলিয়াদের 
অন্তর্ভুক্ত। একই অবস্থা ছিল বহু আরব রাষ্ট্র ইরাক, সিরিয়া, মিসর, 
তাইওয়ান, আল-জাযায়ের ও মারাকাশ প্রভৃতির | 


Wwww.iscalibrary.com 


১২৪, ১২৪০৪৪৪৯৯৩৭ _সধ্থামী সাধকদের ইতিহাস... a rane nos canes সা 


ইলমে হাদীস ও আরব 

ইসলামের ইতিহাস-দর্শনের তত্ত্ব হল, যেসব দেশে ইসলাম আরবজাতির 
মাধ্যমে পৌছেছে, সেখানে হাদীসের ইলমও ইসলামের সাথে বিস্তার লাভ 
করেছে এবং সমৃদ্ধশালী হয়েছে অর্থাৎ সেখানকার মানুষের মধ্যে আরবীদের 
মানসিকতা, তাদের ধীশক্তি, তাদের কর্মশক্তি, বাস্তববাদিতা এবং স্বয়ং 
রাসূলুল্লাহ সে) এর প্রতি গভীর হৃদ্যতার সাথে বিশেষ যোগসূত্র ছিল । তারা 
যেখানে গিয়েছেন, নিজের সঙ্গে ইলমে হাদীসও নিয়ে গেছেন। তাদের 
নেতৃত্বের যুগ এবং প্রভাব ও কার্কারিতার পরিসরে এর সঙ্গে পুরোপুরি 
রো হি 
গ্রন্থনা ও সংকলনের ধারা পূর্ণ তৎপরতার সঙ্গে চালু ছিল। ইয়ামেন, 
হাযরামাউত, মিসর, সিরিয়া, ইরাক, উত্তর আফ্রিকা ও উন্দুলুস (স্পেন) এর 
মত রাষ্ট্রগুলোর অবস্থাই ছিল এমন। স্বয়ং ভারতের গুজরাট প্রদেশে এর 
একটি দৃষ্টান্ত রয়েছে যে, শায়খ আলী মুত্তাকী বুরহানপুরী (কানযুল উম্মাল 
রচয়িতা [মৃত্যু ৯৭৫ হি.) এবং শায়খ মুহাম্মদ তাহের পাটনী (মাজমাউ 
বিহারিল আনওয়ার রচয়িতা (মৃত্যু ৯৮৬ হি.)-এর মত উঁচু মাপের মুহাদ্দিস 
জন্ম দিয়েছে। এর কারণ সেটিই, ইতোপূর্বে যা আমরা বর্ণনা করেছি অর্থাৎ 
হিজাষের সঙ্গে গুজরাটের সম্পর্ক অন্যান্য প্রদেশ অপেক্ষা বেশি ছিল। 
সেখানে আরবী উলামা-মাশায়িখের আসা-যাওয়া যথারীতি অব্যাহত ছিল৷ 

কিন্ত যেসব দেশে অনারব লোকদের মাধ্যমে ইসলাম পৌঁছেছে, 
সেখানের অবস্থা এরূপ নয়। ভারতবর্ষে তুর্কি কিংবা আফগান বংশধরগণ 
রাজত্ প্রতিষ্ঠা করেছেন। আর সেসব মাশায়িখ ও ইসলামের দাঈগণের 
মাধ্যমে (এখানে) ইসলামের প্রচার-প্রসার হয়েছে, যাদের সিংহভাগ অনারব 
বংশোদ্ভুত ও ইরান-তুরস্কের বাসিন্দা ছিলেন। পরবর্তীতে যখন ভারতবর্ষে 
দরস-তাদরীস (শিক্ষাদান ও লিখনী), মাদরাসা প্রতিষ্ঠা এবং পাঠ্যক্রম তৈরীর 
যুগ এল, তখন এর উপর অনারব বিদ্বান, পণ্ডিত ও ইরানী চিন্তাবিদদের পূর্ণ 
প্রভাব পড়েছিল। প্রথম অধ্যায়ে বলে এসেছি, ইরানে ছফাবী শাসন প্রতিষ্ঠা 
এবং শী'আ মতাদর্শ রাষ্ট্রীয় ধর্মে পরিণত হওয়ার পর (হিজরী দশ শতকের 
প্রথম দিকের ঘটনা) ইরানের (যে হাদীসের প্রাসাদের গুরুত্বপূর্ণ স্তম্ভ নির্মাতা) 
হাদীসের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে গিয়েছিল। 

কাজেই তার দ্বারা ভারতবর্ষে হাদীস শাস্ত্রের প্রসার, এর গুরুত্ব ও শ্রেষ্ঠত্ব 
প্রতিষ্ঠার কোনও সম্ভাবনা ছিল না। পক্ষান্তরে ভারতের শিক্ষাজগতে তার 
প্রভাব যত গভীর হতে থাকে, ততই হাদীসের সঙ্গে দূরত্‌ ও অবজ্ঞা বেড়ে 


Wwww.iscalibrary.com 


হযরত শাহ ওয়ালী উল্লাহ মুহাদিসে, দেহলভী র)-এর জীবন ও কর্ম... ১২৫ 
যাচ্ছিল, বারো হিজরী শতকে যখন শাহ সাহেবের আবির্ভাব হয়, তখন এর 
তোড়জোড় অবস্থা ছিল। 
ভারতবর্ষে ইলমে হাদীসের. উত্থান-পতন 

ভারতবর্ষে ইলমে হাদীসের উ্থান-পতনের পরিসংখ্যান নেওয়ার জন্য 
আমরা এখানে মাওলানা হাকীম সাইয়িদ আবদুল হাই সাহেব (র) বিরচিত 
১১৫) এই iL) 2840 এর একটি উদ্ধৃতি পেশ করছি, যাতে শত সহস্র 
পৃষ্ঠা মুতালা“আর সারসংক্ষেপ এসে গেছে। তিনি লিখেন- 

“যখন সিন্ধুতে আরবদের শাসন বিলুপ্ত হয়ে গেল। তাদের পরিবর্তে গযনবী 
ও ঘোরী শাসকবর্গ সিন্ধু দখল করে নিল, আর খোরাসান ও মাওরাউন্নাহার 
থেকে উলামায়ে কিরাম সিন্ধুতে আসেন, তখন ইলমে হাদীস এ অঞ্চলে হাস 
পেতে থাকে । এমনকি বিলুপ্ত হয়ে যায়। মানুষের মাঝে কবিতা-কবিতৃ, 
জ্যোতিষ শান্তর, গণিত শান্তর আর ধর্মীয় শাস্ত্রের মধ্যে ফিকহ ও উসুলে ফিকহের 
প্রচলন বেড়ে যায়। এই অবস্থা দীর্ঘকাল পর্যন্ত চলতে থাকে । এমনকি ভারতীয় 
আলেমদের একান্ত ব্যস্ততা হয়ে দাড়ায় ইউনানী দর্শন চর্চা। আর উদাসীনতা 
বেড়ে যায় ইলমে তাফসীর ও হাদীস শান্ত্রে। ফিকহী মাসায়েল সম্পর্কে সামান্য 
কিছু যে আলোচনা কুরআন সুন্নাহতে এসে যেত, তাতেই তারা পরিতৃপ্ত থাকত । 
হাদীস শাস্ত্রে প্রচলিত ছিল ইমাম ছাগানীর মাশারিকুল আনওয়ার । কেউ যদি এ 
শাস্ত্রে আরও বেশি অগ্রগতি লাভ করত, তাহলে ইমাম বগভী (র)-এর 
“মাছাবীহুস সুন্নাহ' বা মিশকাত শরীফ পড়ে নিত। এমন ব্যক্তি সম্পর্কে ধারণা 
করা হত, তিনি মুহাদ্দিস হয়ে গেছেন। এসবের একমাত্র কারণ ছিল, মানুষ 
সাধারণতঃ ভারতে এ শাস্ত্রের গুরুত্ব, প্রয়োজনীয়তা ও মর্যাদা সম্পর্কে ছিল 
অজ্ঞ। সেসব মানুষ এ শাস্ত্র সম্পর্কে ছিল সম্পূর্ণ উদাসীন! না তারা এ শাস্ত্রের 
ইমামদের সম্পর্কে জানত আর না তাদের মধ্যে এ শাস্ত্রের কোনও চর্চা ছিল। 
কেবল বরকতস্বরূপ তারা মিশকাত শরীফ পড়ে নিত। তাদের জন্য সবচেয়ে 
বড় পুঁজি ছিল ইলমে ফিকহ শিক্ষা করা আর তা-ও অনুকরণ হিসেবে; গবেষণা 
বা তত্তনুসন্ধান হিসেবে নয়। এ কারণেই সে যুগে ফাতওয়া প্রদান ও ফিকহী 
রিওয়ায়েতের প্রচলন বেড়ে গিয়েছিল। নছুছ ও'মুহকামাত (সরাসরি কুরআন- 
হাদীসের উদ্ধৃতি) পরিত্যক্ত হয়ে গিয়েছিল। প্রত্যাখ্যাত হয়েছিল ফিকহী 
মাসায়েলের বিশুদ্ধতা কুরআন-হাদীসের আলোকে যাচাই করা এবং ফিকহী 
ইজতিহাদগ্ডলোকে হাদীসে নববীর সঙ্গে সামঞ্জস্য বিধানের পদ্ধতি । 

তারপর এমন এক যুগ আসল, আল্লাহ তাঁআলা ভারতবর্ষে এই ইলমের 
(হাদীস শাস্ত্রের) প্রচার-প্রসারের ব্যবস্থা করলেন। হিজরী দশম শতকে 

Wwww.iscalibrary.com 


অনেক উলামায়ে কিরাম ভারতে শুভাগমন করেন। তাদের মাধ্যমে ভারতবর্ষে 
এই শান্তর ব্যাপক প্রসার লাভ করে। যেমন, 
১. শায়খ আবদুল মুতী মাক্কী ইবনে আবদুল্লাহ বাকছীর (মৃত্যু ৯৮৯ 
হি. আহমদাবাদ)। 
২. শায়খ শিহাব আহমদ মিসরী ইবনে বদরুদ্দীন [মৃত্যু ৯৯২ হি. 
আহমদাবাদ) । 
৩. শায়খ মুহাম্মদ ফাকেহী হাম্বলী ইবনে আহমদ ইবনে আলী (মৃত্যু 
৯৯২ হি. আহমদাবাদ) । 
৪. শায়খ মুহাম্মদ মালেকী মিসরী ইবনে মুহাম্মদ আবদুর রহমান (মৃত্যু 
৯১৯ হি. আহমদাবাদ) ৷ 
শায়খ রফীউদ্দীন চিশতী শীরাজী (মৃত্যু ৯৫৪ হি. আকবরাবাদ)। 
শায়খ ইবরাহীম বাগদাদী ইবনে আহমদ ইবনে হাসান। 
শায়খ যিয়াউদ্দীন মাদানী (লাখনৌ জেলার কাকোরীতে সমাহিত)। 
শায়খ বাহলুল ব-দখশী, খাজা মীর কালা হারবী (মৃত্যু ৯৮১ হি. 
আকবরাবাদ)। 
এছাড়া আরও অনেক উলামায়ে কিরাম। 
ভারতবর্ষের কিছু উলামায়ে কিরাম হারামাইন শরীফাইন সফর করেন। 
সেখানে তারা হাদীস শাস্ত্র অধ্যয়ন করেন এবং এ শাস্ত্র নিয়ে ভারত 
প্রত্যাবর্তন করেন। গুজরাটে হাদীসের দরস দিতে থাকেন দীর্ঘকাল পর্যন্ত । 
এরপর পুনরায় হিজায হিজরত করেন শায়খ ইয়াকুব ইবনে হাসান কাশ্মির 
(মৃত্যু ১০০৩ হি:), শায়খ জওহার কাশ্মিরী মৃত্যু ১০২৬ হি.), শায়খ 
আবদুন নবী গাঙ্গুহী ইবনে আহমদ, শায়খ আবদুল্লাহ সুলতানপুরী ইবনে 
শামছুদ্দীন, শায়খ কুতুবুদ্দীন-.আব্বাসী গুজরাট, শায়খ. আহমদ ইবনে 
ইসমাইল মাওবী, শায়খ রাজেই ইবনে দাউদ গুজরাটী, শায়খ আলীমুদ্দীন 
মাগুবী, শায়খ মু'আম্মার ইবরাহীম ইবনে দাউদ মনীপুরী (যাকে দাফন করা 
হয় আকবরাবাদ), মাজমাউ বিহারিল আনওয়ার রচয়িতা শায়খ মুহাম্মদ 
ইবনে তাহের ইবনে আলী পাটনী ও সাইয়িদ আবদুল আউয়াল হুসাইনী 
ইবনে আলী ইবনুল আলা হুসাইনীসহ অন্যান্য উলামায়ে কিরাম । 
২৩৫] ৪৪ 42) 2480 রচয়িতা আরেকটু সামনে এগিয়ে লিখেন- 
শায়খ আবদুল হক দেহলবী (র) এর কৃতিত্ব 
এরপর হাদীস শাস্ত্রের প্রচার-প্রসারের জন্য মহান আল্লাহ তা'আলা শায়খ 
আবদুল হক মুহাদ্দিসে দেহলভী (র) ইবনে সাইফুদ্দীন বুখারী (মৃত্যু ১০৫২ হি.) 


Wwww.iscalibrary.com 


না 2০ ডলি 


দ্বারা হাদীস রচার-পরসারের বিরাট কাজ 
হয়েছে। তিনি রাজধানী দিল্লীতে শিক্ষাকেন্ত্র স্থাপন করেন। তিনি নিজের 
সর্বাত্মক চেষ্টা-সাধনা ও যোগ্যতাগুলো ব্যয় করেছেন এ শাস্ত্রের প্রচার-প্রসারে। 
তার শিক্ষার মজলিস থেকে অনেক উলামায়ে কিরাম হাদীস শাস্ত্র সম্পন্ন করেন 
এবং হাদীস শানে প্রচুর কিতাবাদি রচনা করেন। শায়খ আবদুল হক মুহাদ্দিসে 
দেহলভী এ শাস্ত্রের প্রচার-প্রসারে অক্লান্ত চেষ্টা-সংগ্রাম চালিয়ে যান। তার 
ব্যক্তিত্ব ও ইলম দ্বারা আল্লাহর অনেক বান্দার প্রভূত কল্যাণ লাভ হয়। হাদীস 
শাস্ত্রে তার এই চেষ্টা-সংগ্রাম তার পূর্বসূরীদের থেকে এত বেশি উজ্জল ও 
বৈশিষ্ট্যময় ছিল যে, লোকজন এক পর্যায়ে বলে ফেলে হাদীস শাস্ত্রকে সর্বপ্রথম 
নিয়ে এসেছেন এই শায়খ আবদুল হক মুহাদ্দিসে দেহলভী (র)। অথচ 
এঁতিহাসিক দিক থেকে ইতোপূর্বে আমি যেমন বলেছি, একথা সঠিক নয় । 

শায়খ আবদুল হক মুহাদ্দিসে দেহলভী (র)-এর পরে তার সুযোগ্য পুত্র 
শায়খ নূরুল হক (মৃত্যু ১০৭৩ হি.) এ শাস্ত্রের খেদমত ও প্রচার-প্রসারের 
ঝাণ্ডা উত্তোলন করেন! তার কিছু শিষ্য এবং সন্তানও এ শাস্ত্রের খেদমত 
করেছেন। যেমন শায়খুল ইসলাম শারেহে বুখারী এবং শায়খ নূরুল হক 
(র)-এর পুত্র মাওলানা সালামুল্লাহ, যিনি “মুহল্লা’ ও ‘কামালাইন’ রচয়িতা । 

অধ্যাপক খালীক আহমদ নিযামী যথার্থই লিখেছেন, “মোটকথা, শায়খ 
আবদুল হক মুহাদ্দিসে দেহলভী (র) যে সময় শিক্ষার আসন বিছিয়েছিলেন, 
তখন উত্তর ভারতে হাদীস শাস্ত্র বিলুপ্ত প্রায় হয়ে গিয়েছিল। তিনি সেই 
সংকীর্ণ ও অন্ধকার পরিবেশে ধর্মীয় জ্ঞান-প্রজ্ঞার এমন প্রদীপ প্রজ্বলিত 
করেছেন, যার ফলে দূর-দূরাস্ত থেকে লোকজন পতঙ্গের মত ঝাঁপিয়ে পড়ে 
সেখানে সমবেত হতে থাকে। উত্তর ভারতে দরসে হাদীস (হাদীস শিক্ষা)- 
এর এক নতুন দিগন্ত খুলে যায়। ধর্মীয় জ্ঞান-বিদ্যা বিশেষতঃ হাদীস শাস্ত্রের 
তৎকালীন প্রাণকেন্দ্র গুজরাট থেকে স্থানান্তরিত হয়ে দিল্লী চলে আসে ।" 
একজন মুজান্দিদের প্রয়োজনীয়তা 

শায়খ আবদুল হক মুহাদ্দিস দেহলভী (র)-এর সততা, একনিষ্ঠতা ও 
আধ্যাত্মিক বরকতে হাদীসের প্রতি মনোযোগিতা শুরু হয়। তিনি হাদীস 
শেখা-শেখানো, সংকলন-রচনা এবং ব্যাখ্যা-টীকা (সংযোজন)-এর এক 
নতুন আগ্রহ-উদ্দীপনা সৃষ্টি করে দেন। তার যেসব উত্তরসূরী ও বংশধরগণ 
স্ব-স্ব স্থানে এক একজন মুহাদ্দিস, মুদাররিস ও লেখক ছিলেন, আশা ছিল 
তারা এই খেদমতের ধারাকে এমনভাবে চালু রাখবেন, যার ফলে ভারতে 
শিক্ষাব্যবস্থা, পাঠ্যক্রম এবং শিক্ষাদান ও লেখালেখি তৎপরতায় এ শাস্ত্র 


Wwww.iscalibrary.com 


উচ্চাসন লাভ করবে। স্বয়ং তার সম্মানিত পুত্র আল্লামা মুফতী নূরুল হক 
দেহলভী (র) (মৃত্যু ১০৭৩ হি.) যিনি ফাসীতে ছয় খণ্ডে সহীহ বুখারীর শরাহ 
এবং শামায়েলে তিরমিধীর উপরও একটি শরাহ রচয়িতা- তিনি এক্ষেত্রে 

তার (শায়খ আবদুল হক মুহাদ্দিসে দেহলভী) শুরু করা কাজগুলোর পূর্ণতা 
দিতে পারতেন। কিন্তু প্রায় সময় আকবরাবাদ (আগা)-এর মত কেন্দ্রীয় 
শহরে বিচারকের পদে অধিষ্ঠিত থাকার কারণে তার দরস-তাদরীস 
(শিক্ষাদান ও লেখালেখি) ও ইলমে হাদীস প্রসারের খুব একটা সুযোগ 
হয়নি। তার নাতি মাওলানা শায়খুল ইসলাম দেহলভী (র)ও বড় মুহাদ্দিস 
ছিলেন। সহীহ বুখারীর উপর তারও ফার্সীতে সংক্ষিপ্ত শরাহ রয়েছে। কিন্তু 
কিছু জ্ঞাত আর কিছু অজ্ঞাত কারণে এসব হযরতের ব্যক্তিগত চেষ্টা-সংথাম 
ভারতে হাদীসের প্রতি সেই গণজোয়ার এবং তার প্রসার, শিক্ষাদান ও 
লেখালেখিতে সেই আগ্রহ-উদ্যম ও তৎপরতা সৃষ্টি করতে সক্ষম হয়নি, যার 
আশা করা হয়েছিল। সম্ভবতঃ এর একটি কারণ হল সেসব মহাপুরুষের 
উপর হাদীসের মাধ্যমে হানাফী মাযহাবের সমর্থনের প্রেরণা ও দৃষ্টিভঙ্গি প্রবল 
ছিল। দ্বিতীয় আরেকটি কারণ ছিল, বারো হিজরী শতকের মাঝামাঝিই 
শিক্ষা-দীক্ষার প্রাণকেন্দ্র দিল্লী থেকে লাখনৌতে স্থানান্তরিত হচ্ছিল। আর 
সেখানে বহু উলামায়ে কিরামের উত্তাদ মোল্লা নিযামুদ্দীন সাহলভী (মৃত্যু 
১১৬১ হি.)-এর বরকতপূর্ণ ও শক্তিশালী হাতে নতুন পাঠ্যক্রম তৈরী হচ্ছিল। 
এই পাঠ্যসূচী প্রণেতা ও লেখকদের শিক্ষাগত সম্পর্ক হারামাইন শরীফাইন 
এবং সেসব স্থানের সঙ্গে কায়েম হতে পারেনি, যা ছিল হাদীসের পঠন- 
পাঠন, লেখালেখি, খেদমত ও প্রচারের কেন্দ্রস্থল । তাদের উপর (যেমনটি 
প্রকাশ পায় দরসে নেযামীর ইতিহাস, জীবনী ও স্মারকগ্রন্থ থেকে) দর্শন 
শাস্ত্র ও দীনী শান্্রগুলোর মধ্য হতে উসূলে ফিকহর প্রভাব ছিল বেশি। 

মোটকথা, ভারতবর্ষের শিক্ষা ও ধর্মীয় কেন্দ্র এমন এক ব্যক্তিত্বের জন্য 
অপেক্ষমান ও মুখাপেক্ষী ছিল, যিনি হাদীসের সাথে ইশক ও হৃদ্যতার 
সম্পর্কের অধিকারী হবেন এবং এর প্রচার-প্রসারকে তিনি তার জীবনের মূখ্য 
উদ্দেশ্য স্থির করবেন। ভারত সেই ব্যক্তিত্ব হিজরী বারো শতকের 
মাঝামাঝিতে হযরত শাহ ওয়ালীউল্লাহ মুহাদ্দিসে দেহলভীর সন্ত্বাূপে লাভ 
করে, যিনি যথার্থরূপে নিম্নোক্ত কবিতার উপর আমল করেছেন- 


0৯২৬ ২১৬এ১- Xx rte UN 


এগার ও বারো শতকের প্রথম দিকে ভারতবর্ষে ইলমে হাদীসের প্রচার-প্রসারে 
Wwww.iscalibrary.com 


অংশ নিয়েছেন এবং স্বীয় দরস-তাদরীস (শিক্ষাদান ও লেখালেখি)-এর দ্বারা 
ব্যাপকভাবে উপকৃত করেছেন, তাদের আলোচনার পর হযরত শাহ ওয়ালীউল্লাহ 
সাহেব (র)-এর হাদীসের খেদমতের বৃত্তান্ত দিয়েছেন। যা কেবল এদেশেই নয়, 
এই শেষ যুগে সংস্কারমূলক ও ইজাতিহাদী বৈশিষ্ট্য ও জীবনদানের রূপে ছিল 
এবং যার ফলে এদেশে হাদীসের মুদ্রা প্রচলিত সময়ের মত সচল হয়ে যায়। 
সেই পাঠ্যসূচী দরসের অবিচ্ছেদ্য অংশ ও সম্মানের মানদণ্ড সাব্যস্ত হয়। 
প্রতিষ্ঠিত হয় দরসে হাদীসের পৃথক কেন্দ্র । মাদরাসাগুলোতে সিহাহ সিত্তাহর 
পাঠদান বিশেষতঃ চার কিতাব; বুখারী, মুসলিম, তিরমিযী ও আবু দাউদ শরীফ 
তত্তবানুসন্ধানের সাথে পড়ানোর প্রচলন হয় যো আজ আরব দেশেও বিলুপ্ত হয়ে 
গেছে)। হাদীসের শরাহ ব্যোখ্যাগরন্থ) রচনার যুগ শুরু হয়। আর দেখতে 
দেখতেই এর উপর বিশাল-বিস্তৃত এক গ্রশ্থাগার তৈরী হয়ে যায়। আরব 
দেশগুলোতেও যার নবীর পাওয়া যায় না। হাদীস গ্রহনসমূহের অনুবাদ হয়। এর 
দ্বারা সাধারণ মুসলমান এবং আরবী না জানা লোকদের সাথে সাথে মুসলিম 
মহিলাদেরও বিরাট উপকার হয়। আমলের প্রেরণা এবং ইন্তিবায়ে সুন্নাতের 
আথহ জন্মে। হাদীসের এজাযত ও সনদের আকুলতা সৃষ্টি হয়। সর্বোপরি 
ভারত এই পুণ্যময় শাস্ত্রের এমন এক কেন্দ্রে পরিণত হয়ে যায়, যার 
মানার’ সম্পাদকের কলম থেকে বেরিয়ে আসে নিম্নোক্ত বাক্য- 

“আমাদের ভাই ভারতের উলামায়ে কিরাম যদি এ যুগে উলৃমে হাদীস 
(হাদীস শান্ত্)-এর সাথে সহানুভূতি পোষণ না করতেন, তাহলে 
প্রাচ্যদেশগুলোতে তার বিলুপ্তি চূড়ান্ত হয়ে যেত। কেননা মিসর, সিরিয়া, - 
ইরাক ও হিজাযে হিজরী দশ শতক থেকেই এতে দুর্বলতা সৃষ্টি হয়ে 
গিয়েছিল। আর এই হিজরী চৌদ্দ শতকের প্রথমভাগে এ শাস্ত্র তার চরম 
অবস্থায় পৌঁছে গেছে।' 


হাদীস সম্পর্কে শাহ সাহেবের চিন্তাধারা ও আগ্রহ 

শাহ সাহেবের জন্য কোন্‌ আগ্রহ এই শাস্ত্রের সঙ্গে এত নিবিড়তা, এর 
প্রচার-প্রসারের তৎপরতা এবং এর জন্য নিজের জীবন ও যোগ্যতা-ক্ষমতাকে 
ওয়াকৃফ-করে দেওয়ার প্রেরণা সৃষ্টি করেছিল, তা জানার জন্য স্বয়ং শাহ 
সাহেব (র)-এরই রচনাবলির শরণাপন্ন হওয়া উচিৎ। কারণ, এটা তার চিন্ত 
ধারায় সঠিক দর্পণ ।- “হজ্জাতুল্লাহিল- বালিগাহ'-এর প্রথম পৃষ্ঠাতেই 
লিখেছেন “তাওহীদ ও ঈমানের জ্ঞানের নির্ভরযোগ্য মূলধন ও শিরোমণি 
এবং ধর্মীয় শাস্ত্রের মূল ও ভিত্তি ইলমে হাদীস যাতে সর্বশ্রেষ্ঠ নবী (স) এর 
ফর্মা- ০৯ Wwww.iscalibrary.com 


কথা-কাজ কিংবা কোনও বিষয়ে তার নীরবতা ও সন্তুষ্টি বা মৌন সম্মতির 
কল্যাণযয় বর্ণনা রয়েছে। কাজেই এই হাদীসভাগ্তার অন্ধকারে আলোর 
প্রদীপ, ' রুশদ. ও হেদায়াতের মাইলফলক এবং পূর্ণিমা চাঁদের মতই 
দীপ্তিমান ৷ যে ব্যক্তি এসবের উপর আমল করবে এবং এর সংরক্ষণ করে, সে 
হেদায়াতপ্রাপ্ত ও অফুরন্ত কল্যাণের অধিকারী হয়। আর যে হতভাগা এর 
থেকে বিমুখ হয় এবং ওদ্ধত্য প্রদর্শন করে, সে পথভ্রষ্ট ও ধ্বংস হয়ে যায়। 
নিজেরই বিরাট ক্ষতি করে । কেননা রাসূলে কারীম (স)-এর জীবন আদেশ- 
নিষেধ, ভীতি প্রদর্শন ও সুসংবাদ. প্রদান, ওয়াজ-নসীহত ও উপদেশ প্রদানে 
পরিপূর্ণ। তার হাদীসসমূহে এসব বিষয় (পরিমাণের দিক থেকে) কুরআনের 
মতই কিংবা তদপেক্ষা আরও বেশি আছে।” 
- অন্যত্র বলেন- “প্রথমতঃ যে বিষয়টিকে বিবেক নিজের. উপর আবশ্যক 
সাব্যস্ত করে, তা হল, রাসূলে কারীম (স)-এর জীবনচরিত ও ইরশাদ তথা কথা 
ও কাজে তত্বানুসন্ধান চালাতে হবে, তিনি আল্লাহর বিধান সম্পর্কে কি বলেছেন 
এবং কিভাবে তার উপর আমল করেছেন? এরপর তনুমনে কর্মে সেসব কথা ও 
অবস্থার অনুকরণ-আনুগত্য করতে হবে। কারণ, আমাদের কথা সেই মহান 
ব্যক্তি. সম্পর্কে, বস্তুতঃ যিনি স্বীকার করে নিয়েছেন যে, আল্লাহ তা'আলা তার 
বান্দাদেরকে স্বীয় বিধি-নিষেধের আজ্ঞাবহ বানিয়েছেন। আর তিনি শরয়ী 
আদেশের এই দায়িতু মুক্ত হওয়ার দৃঢ় প্রতিজ্ঞা করে নিয়েছেন। 


শাহ সাহেব (র)-এর জন্য ভারতে ইলমে হাদীসের পুনজীবন দান ও 
প্রচার-প্রসারের দ্বিতীয় প্রেরণা ছিল ভারতের সেই অবস্থা-পরিস্থিতি, যা 
বক্ষমান কিতাবের দ্বিতীয় অধ্যায়ে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। ধর্মীয় 
মহলে. বিদ'আত-কুসংস্কার, বর্বর অজ্ঞতার যুগের রুসম-রেওয়াজ, 
অমুসলিমদের অনুসরণ এবং অনৈসলামিক রীতিনীতি অবলম্বনের ধোঁয়া ছেয়ে 
গিয়েছিল সর্বত্র, যার ভেতর থেকে প্রকৃত ইসলামের অনুপম আকৃতির দর্শন 
পাওয়া ছিল দুরূহ। শিক্ষালয় ও বিদ্যাপীঠগুলোতে গ্রীস থেকে আগত গ্রীক 
দর্শন বিদ্যা, যাকে তারা “বুদ্ধিমত্তা বা দর্শন শান্তর বলত এবং উলুমে আলিয়া 
(কারিগরি বিদ্যা), বালাগাত শাস্ত্র ও ইলমে কালামের প্রাধান্য ছিল। আর 
উভয় মহলেই শরয়ী জ্ঞান বিশেষতঃ ইলমে হাদীস স্থানই পেত না। ধর্মীয় 
জ্ঞানের প্রতি মনোযোগ দেওয়া হলেও ইলমে ফিকহ ও উসূলে ফিকহ চর্চা ও 
এর সৃত্ষদৃষ্টি থেকে ব্যাপারখানা সামনে অগ্রসর হত না। এ অবস্থা দেখে শাহ 
সাহেব সীমাহীন প্রভাবিত ও প্রচণ্ড আক্ষেপে লিখেন_ 


Wwww.iscalibrary.com 


হযরত শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্দিসে দেহলভী (র)-এর জীবন ও কর্ম ১৩১ 


“আমি সেসৰ শিক্ষার্থীদেরকে বলি, যারা নিজেদেরকে আলেম-উলামা 
বলেন, হে আল্লাহর বান্দা! তোমরা গ্রীক দর্শনের ভেস্কি আর নাহব-ছরফ ও 
মা'আনীর ছন্দে ফেঁসে গিয়েছ। তোমরা মনে করেছ, এরই নাম জ্ঞান। অথচ 
তোমাদের বুঝা প্রয়োজন ছিল কিতাবুল্লাহর আয়াতে মুহকাম কিংবা রাসূলে 
কারীম (স) এর প্রমাণিত সুন্নাতই জ্ঞান। যেন তোমাদের স্মরণ থাকে, 
রাসূলুল্লাহ (স) কিভাবে অযু করতেন, কিভাবে নামায পড়তেন, প্রাকৃতিক 
প্রয়োজন পূরণ করতেন কিভাবে, রোযা রাখতেন কিভাবে, হজ্জ করতে 
কিভাবে, জিহাদ করতেন কিভাবে? তার কথা বলার ধরন বা বাচনভঙ্গি কেমন 
ছিল? ভাষা আয়ত্রে পদ্ধতি কী ছিল? কেমন ছিল তার উন্নত চরিত্র মাধুরী? 
তোমরা তার আদর্শের উপর চলবে । তার সুন্নাতের উপর আমল করবে। 
কারণ, এটাই তোমাদের জন্য তার জীবনাদর্শ ও সুন্নাতে নববী (স)। এ 
হিসেবে নয় যে, তা ফরয কিংবা ওয়াজিব । তোমাদের কর্তব্য ছিল, তোমরা 
দীনের বিধি-বিধান, মাসায়েল শিখবে । আর জীবন চরিত এবং সাহাবায়ে 
কিরাম ও তাবেঈদের যেসব ঘটনা পরকালীন ভাবনা ও আগ্রহ সৃষ্টি করে, 
সেগুলো একটি সম্পূরক ও অতিরিক্ত বিষয় । পক্ষান্তরে তোমাদের কর্মব্যস্ততা 
এবং যেসব বিষয়ে তোমরা পুর্ণ মনোযোগিতা নিয়োজিত করছ, সেগুলো 
পরকালের জ্ঞান নয়; জাগতিক জ্ঞান। 

তোমরা তোমাদের পুববর্তী ফকীহগণের দান-অনুকম্পী ও তাদের 
মাসআলা উদ্ভাবনী শক্তিতে ডুব দাও। অথচ জানো না যে, হুকুম সেটিই, যা 
আল্লাহ ও তার রাসূল (সে) দিবেন। তোমাদের মধ্যে কত লোক আছে, যখন 
তাদের কাছে রাসূলে কারীম (স)-এর কোন হাদীস পৌঁছে, তারা এর উপর 
আমল করে না। ধলে- আমরা তো অমুকের মাযহাবের (মতাদর্শের) 
অনুসারী; হাদীসের নয়। 

অধিকম্ত তোমরা মনে করেছ, হাদীসের জ্ঞান এবং তদনুষায়ী সিদ্ধান্ত 
প্রদান যোগ্য ও অভিজ্ঞজনদের কাজ। মহান ইমামগণের কাছে এ' হাদীস 
অস্পষ্ট থাকতে পারে না। এরপরও যদি তারা একে বর্জন করে, তাহলে 
নিশ্চয় তা. এমন কোন কারণে, যা তাদের কাছে সুস্পষ্টরূপে প্রতিভাত 
হয়েছে। যেমন, রহিতকরণ বা প্রাধান্য না দেওয়া। 

স্মরণ রাখবে, দীনের সাথে এর কোনও সম্পর্ক নেই। তোমাদের যদি 
আপন নবীর উপর ঈমান থাকে, তবে তার আনুগত্য করো । সেটি তোমাদের 
মাযহাবের অনুকূল হোক চাই বিপরীত। আল্লাহ তা'আলার ইচ্ছা তো ছিল, 
তোমরা কিতাবুল্লাহ ও সুন্নাতে রাসূল (র)-এর সাথে প্রথম থেকে মগ্ন 


Wwww.iscalibrary.com 


থাকবে। যদি এতদুভয়ের উপর আমল করা তোমাদের জন্য সহজ হয়, 
তাহলে কি বলার আছে। আর যদি তোমাদের জ্ঞান এক্ষেত্রে অসম্পূর্ণ হয়, 
তবে পূর্বেকার উলামায়ে কিরামের ইজতিহাদ থেকে সাহায্য নাও। এরপর 
যেটাকে অধিক বিশুদ্ধ, সুস্পষ্ট এবং সুন্নাতের অনুকূল পাও, তা-ই অবলম্বন 
করো । উলৃমে আলিয়া বা কারিগরি বিদ্যাতে এই দৃষ্টিতে আত্মনিয়োজিত হও 
যে, তা যন্ত্র-হাতিয়ার ও উপকরণ; এর বিশেষ গুরুত্ব, মর্যাদা ও লক্ষ্যবস্ত 
হওয়ার সুযোগ নেই । আল্লাহ তা'আলা কি তোমাদের উপর ওয়াজিব করেননি 
যে, তোমরা জ্ঞানের প্রসার করবে, যাবৎ না মুসলমানদের দেশে ইসলামী 
নিদর্শন ও আদর্শ প্রকাশিত ও বিজয়ী হয়। তোমরা তো সেসব নিদর্শন 
প্রকাশ করনি। মানুষকে নিরর্থক বিষয়ে নিয়োজিত করেছ।” 

শাহ সাহেরের হাদীসের আলোচনায় যে উন্মত্ততার অবস্থা এবং হাদীসের 
ইমামগণের ব্যক্তিত্বের সঙ্গে যে গভীর শ্রদ্ধা-ভালোবাসা ছিল, তার খানিকটা 
নমুনা পাওয়া যায় তার সেই অমূল্য পত্রে, যা তিনি ইমাম বুখারী (র)-এর 
শ্রেষ্ঠত্ব ও মর্যাদা সম্পর্কে আপন এক শিষ্যকে লিখেছিলেন। 


হাদীসের খেদমত ও প্রসারের তৎপরতা 

ইতোপূর্বে বলে এসেছি, শাহ সাহেব যখন তার উত্তাদ ও শায়খ আবু 
তাহের মাদানী থেকে বিদায় নেন, তখন তিনি (শায়খ) নিমোক্ত কবিতা 
আবৃত্তি করেন, 

AED ০৯২৪৪ ৬১০১) # dol ০০৪ ৪০৮ JS ০৯০৪ 
‘আমি ভুলে গেছি চলার সব পথ, বিনে সেই পথ, 
যে পথ মোরে পৌঁছে দেয় তোমার দুয়ারে ।” 

শাহ সাহেবও তখন প্রস্থানের মুহূর্তে বলেন, “আমি যা কিছু পড়েছি, 
ইলমে হাদীস ছাড়া ভুলে গিয়েছি সব।' 

শাহ সাহেবের গোটা জীবনই সাক্ষ্য দেয় যে, তিনি হাদীস শাস্ত্রের 
পঠন-পাঠন, অধ্যয়ন-শিক্ষাদান, লেখালেখি ও প্রচার-প্রসারে আত্মনিয়োজিত 
ছিলেন। কবির ভাষায়- 


৭৯৯১৩৩১১৩৪- KAUAI SD 


তুষি বিনে যে বলত ওগো 
বাচার আশা ক্ষীণ, 
তাই সে শপথ করছি পূরণ 
আমরা অধম হীন। 
Wwww.iscalibrary.com 


হযরত শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্দিসে দেহলভী (র)-এর জীবন ও কর্ম ১৩৩ 


ভারত প্রত্যাবর্তনের পরপরই তিনি হাদীসের প্রচার-প্রসারে যেন কোমর 
বেঁধে নেমে পড়েন। অতি দ্রুত তার “মাদরাসা রহীমিয়া” ভারতের মাটিতে 
হাদীসের সর্ববৃহৎ শিক্ষাকেন্দ্রে পরিণত হয়। যেখানে ভারতের প্রত্যন্ত অঞ্চল 
থেকে ইলমে হাদীস পিপাসুগণ পতঙ্গের মত ভীড় জমায় । তন্মধ্যে সিন্ধু 
কাশ্মীরের মত দূরাঞ্চলও ছিল। দিল্লী ও তার আশপাশ এবং উত্তর ভারতের 
কথা তো বলাই বাহুল্য। 

হযরত শাহ আবদুল আযীয (র), যিনি শাহ সাহেবের ভাগ্যবান সুযোগ্য 
পুত্র এবং শাহ সাহেবের কর্মকাণ্ডের সম্প্রসারণ ও পূর্ণতাদানকারী, তিনি ছাড়া 
এই দরসে হাদীস থেকে উপকৃত হয়েছেন ভারতের গর্ব আল্লামা সাইয়িদ 
মুর্তাযা বলগারামী ওরফে যুবাইদী (র) (১১৪৫-১২০৫ হি.), কামূসের শরাহ 
“তাজুল উরূস’ এবং এহইয়াউল উলৃমিদ্দীনের শরাহ “ইত্তিহাফুস সাদাতিল 
মুস্তাকীন' রচয়িতা, যার জ্ঞানের গভীরতা ও হাদীস বর্ণনার রব পড়ে যায় 
আরব বিশ্বে, কাহেরার মজলিসে শাসকদের দরবার থেকে যার বিরোধিতা 
করা হত। সেসব শিষ্যদের মধ্যে ছিলেন তাফসীরে মায়হারী ও মালাবুদ্দা 
মিনহু রচয়িতা কারী ছানাউল্লাহ পানিপতি (র) (মৃত্যু ১২২৫ হি.)-এর 
সৌভাগ্যবান খলীফা মির্যা-মাযহার জানে জানী (র)ও। (এছাড়াও ছিলেন 
মাওলানা মুহাম্মদ মঈন, খাজা মুহাম্মদ আমীন কাশ্ীরী প্রমুখ খাছ 
শাগরেদগণ ৷) 

এভাবে ভারতে শত শত বছর পর (সম্ভবতঃ প্রথমবার) ইলমে হাদীসের 
এরূপ চর্চা ও তার প্রতি এতোধিক মনোনিবেশ হয়, ফলে ভারত ইয়ামেনের 
সমতুল্য হয়ে যায়। তার আকুল আগ্রহ স্বয়ং হিজাযের মাটিতেও পৌঁছতে 
থাকে। নবাব সাইয়িদ সিদ্দীক হাসান খান শাহ সাহেবের হাদীসের খেদমত 
ও প্রচার-প্রসারের তৎপরতার আলোচনা করতে গিয়ে উচ্চাঙ্গের দুটি পংক্তি 
চয়ন করেন, যা প্রকৃত অবস্থার বাস্তব প্রতিচ্ছবি ৷ 

Ok HAL ১১০৫ 4৯ ৬৯09 ৭ এ ৬০০৭ 
১০১০৯ ০০ ৮৯৪ ০১৮০০ AH # 4৮৪০০ ০313 555৪ ০০ xl 

“যে তোমার দুয়ারে এসেছে, 
তার অঙ্গ-প্রত্যঙ্গ তোমার অনুথহ-দানের হাদীস বর্ণনায় লিপ্ত হয়ে 
গেছে।” 
চক্ষু বলছে, কুররাহ থেকে আমি শীতলতা পেয়েছি, 
হাত বলছে ছিলাহ থেকে আমি ধনবান হয়েছি। 
Wwww.iscalibrary.com 


আর বর্ণনাকারীর মন বলছে, 
সে (জাবেরের মাধ্যমে) প্রশান্তির নেয়ামত লাভ করেছে। 
কান বলছে, 
সে (হাসানের মাধ্যমে) চমৎকার বিষয়ে আদিষ্ট হয়েছে । 
মজার ব্যাপার হল, এই অঙ্গ-প্রত্যঙগগুলো যেসব অনুগ্রহ-দানের বর্ণনা 
দিয়েছে আর সেই সঙ্গে যেসব অনুথহদাতার নাম নিয়েছে, তারা সকলেই 
হাদীসের রাবী এবং কামিল শায়খ ৷ যেমন কুররাহ ইবনে খালেদ আস- 
সুদূসী, ছিলাহ ইবনে আশীম আদবী, হযরত জাবের ইবনে আবদুল্লাহ (রা) ও 
ইমাম হাসান বসরী (র)। 


শাহ সাহেবের লেখনী খেদমত 

শাহ সাহেব হাদীস ও উসূলে হাদীসের উপর যে রচনাবলী জাতিকে 
উপহার দিয়েছেন, সেগুলো নিম্নরূপ । 

১. মুস্তফা । (মুয়াত্তা ইমাম মালেক (র) এর ফাসী ব্যাখ্যা্রহ্থ ৷) 

২. মুসাওয়া (মুয়াত্তার আরবী শরাহ) । 

শাহ সাহেব হাদীসের ব্যুৎপত্তি ও শিক্ষাদানের যে পদ্ধতি চালু করতে 
চাচ্ছিলেন, এ দুটি কিতাবই তার প্রতিচ্ছবি। এর থেকে শাহ সাহেবের হাদীসের 
জ্ঞান ও পাণ্ডিত্বে গবেষক ও মুজতাহিদসুলভ ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ ঘটে ৷ তিনি 
মুয়াত্তাকে সিহাহ সিস্তাহর মধ্যে প্রথম স্তরে রাখতেন। একে সিহাহ সিত্তাহ 
গণনায় “ইবনে মাজাহ'র স্থলে হিসেব করতেন। তিনি মুয়াত্তার সীমাহীন 
সমীহকারী, এর সাথে সহানুভূতিশীল এবং একে দরসে হাদীসে প্রথম স্তরে 
রাখার আগ্রহী দাবীদার ও প্রচারক ছিলেন। তিনি তার অসীয়তনামায় লিখেন, 
মাহমূদীর রিওয়ায়েতকৃত মুয়াতীর সংস্করণটি পড়াবেন। কখনও এ ব্যাপারে 
গাকলতী করবেন না। কেননা এটি ইলমে হাদীসের আসল । এটি পড়া অত্যন্ত 
বরকতময় । আমি ধারাবাহিক সনদে মুয়াত্তা শুনেছি। 

৩. শরহে তারাজিমে আবওয়াব সহীহ বুখারী । বুখারী শরীফের 
শিরোনাম ও অধ্যায়গুলোকে প্রত্যেক যুগে বুখারীর সবকে রীতিমত অতি সূক্ষ্ম 
মনে করা হয়েছে। আর প্রত্যেক যুগেই বুখারীর শারেহ ও উত্তাদগণ এতে 
নিজের বিচক্ষণতা, বুদ্ধিমত্তা ও সূক্ষ্ম প্রজ্ঞার দৃষ্টান্ত পেশ করেছেন। এ 
পুক্তিকাটি আরবী ভাষায় রচিত। প্রথম সংস্করণ মুদ্রিত হয়েছে ১৩২৩ 
হিজরীতে দায়েরাতুল মাঁআরিফ হায়দারাবাদ থেকে। এরপর সংশোধিত 
সংস্করণ “আসাহহুল মাতাবে দিল্লী” -এর ছাপা সহীহ বুখারীর শুরুতে 
ভূমিকাস্বরূপ সংযোজন করে দেওয়া হয়েছে। 

Wwww.iscalibrary.com 


৪. মজমু'আয়ে রাসায়েলে আরবা'আ তথা চারটি সংক্ষিপ্ত পুস্তিকার 
একত্রিত সংকলন। যাতে এ)! ৩44 ০] 3১) এবং তারাজিমুল 
বুখারী (শরহে তারাজিমে আবওয়াবে বুখারী ভিন্ন এক প্ৃষ্ঠাব্যাপী একটি 
শরাহ) শাহ সাহেবের লিখা । 

€. ক. 0১০91 oll ০৪২০ ০০ ০০০] তে Call ০৮০] 

খ. 31953139591 ১০ ৯১৯ ০০১১৩ 

গ. আরবাঈন। 

শাহ সাহেব সেসব মর্যাদা লাভের প্রত্যাশায় এই পুস্তিকা রচনা করেছেন, 
যা চল্লিশ হাদীস সংকলনের ব্যাপারে বর্ণিত হয়েছে এবং বিভিন্ন যুগে 
উলামায়ে কিরাম এর উপর আমল করেছেন। এসব হাদীস সাধারণতঃ খুবই 
সংক্ষিপ্ত। শব্দ কম; কিন্তু অর্থ ব্যাপক। পুস্তিকাটি মুখস্ত করে নেওয়া এবং 
পাঠ্যভুক্ত করে নেওয়ার দাবীদার । 

৬. মুসালসালাত : যেসব কিতাব সরাসরি হাদীস শাস্ত্রের উপর নয়। 
কিন্তু পরোক্ষভাবে হাদীসের সাথে সম্পৃক্ত এবং যেগুলোকে ইলমে হাদীসের 
ভূমিকাম্বরূপ পড়া উচিৎ। এগুলো থেকে শাহ সাহেবের হাদীস শাস্ত্রের উপর 
গভীর জ্ঞান-প্রজ্ঞা, ফিকহ ও হাদীসের মাঝে সমন্বয় সাধন, মাযহাব সংক্রান্ত 
বিতর্কে ইনসাফ ও প্রশস্ত মানসিকতা, মুহাদ্দিসীনে কিরাম ও হাদীস 
গ্রন্থাবলির শ্রেণীবিন্যাসে তার উদার দৃষ্টি এবং আল্লাহ তাঁআলা তাকে যে 
ভারসাম্য ও ন্যায়ানুগতা দান করেছিলেন, তার ধারণা পাওয়া যায়। সেসব 
কিতাব নিম্নরূপ- 

১. DESY All ০৯ 5 Li]: ‘হজ্জাতুল্লাহিল বালিগা' গ্রন্থে 
“তাতিম্মাহ' বা ‘যবনিকা’ নামে কয়েকটি শিরোনাম ও বিষয়বস্তু নিয়ে ১৪০- 
১৬২ পৃষ্ঠাব্যাপী বিস্তৃত একটি রচনা । এই তাতিম্মাহ চার অনুচ্ছেদে বিতক্ত। 
প্রকাশকের গবেষণামতে উক্ত তাতিম্মাহ কেবল একটি সংস্করণেই পাওয়া 
গেছে। এই অনুচ্ছেদের শেষে শাহ সাহেব লিখেন, “আমি স্বতন্ত্র একটি বই 
লিখার চূড়ান্ত মনস্থির করেছি। যার নাম রাখব ০১ ০433 5৪ -৫--০41 
-১১৯)। মেতানৈক্যের কারণ বর্ণনায় চূড়ান্ত ন্যায়ান্গতা)। এতে বিস্ত 
রিতভাবে মতানৈক্যের কারণসমূহ এবং তার প্রামাণ্য দলীল ও উদাহরণ 
পেশ করব। কিন্তু আজও সে কাজের জন্য সুযোগ হয়নি। যখন এই গ্রন্থে 
(হুজ্জাতুল্লাহিল বালিগা) এ প্রসঙ্গ পর্যন্ত আলোচনা চলে এসেছে, তাই এই 
মুহূর্তে (সংশ্লিষ্ট বিষয়ে) যা কিছু মাথায় আছে, তা লিখে দেওয়া যথোপযুক্ত 
মনে করলাম । আর তা লিখে দেওয়া সহজ ৷’ 

Wwww.iscalibrary.com 


মনে হয়, পরবর্তীতে শাহ সাহেবের সে সুযোগ  হয়েছে। তিনি 
হজ্জাতুল্লাহিল বালিগা থেকে এই বিষয়বস্তু নিয়ে আরও কিছু বাড়িয়ে পৃথক 
একটি পুস্তিকায় “আল-ইনসাফ ফী বয়ানি আসবাবিল ইখতিলাফ' নামে পূর্ণ 
করে দেন। কাজেই এই পুস্তিকা, এবং হুজ্জাতুল্লাহিল বালিগা এর তাতিম্মায়ে 
দোয়ম (দ্বিতীয় যবনিকা) এর মধ্যে কোথাও কোথাও বিরোধ ও সামান্য 
পরিবর্তন-পরিবর্ধন পরিলক্ষিত হয় । 

এই পুস্তিকা “আল-ইনসাফ' (যা তার বিষয়বস্তুতে স্বতন্ত্র) ভারত এবং 
ভারতের বাইরে কয়েকবার ছাপা হয়েছে। যার মধ্যে কোথাও কোথাও 
বিরোধ পরিলক্ষিত হত। ১৩২৭ হিজরীতে “শিরকাতুল মাতবু'আতিল 
আলামিয়্যাহ, মিসর’ -এর পক্ষ থেকে প্রথমবার আর “মাকতাবাতুল মান্সূরার 
পক্ষ থেকে দ্বিতীয়বার আরবী বর্ণাক্ষরে ছাপা হয়। বর্তমানে আমাদের সামনে 
দারুন নাফায়েস, বৈরুতের উন্নত বর্ণাক্ষরে ছাপা সংস্করণ রয়েছে, যা ছোট 
আকারে একশ এগার পৃষ্ঠায় মুদ্রিত। সমকালীন বিখ্যাত মুহাদ্দিস শায়খ 
আবদুল ফাত্তাহ আবু গুদ্দাহ এর সম্পাদনা ও সংশোধনের কাজ আঞ্জাম দেন 
এবং তার উপর টীকা সংযোজন করেন। 

২. উন) 3৯8) LSS ও Sal ১০ 

৩. হুজ্জাতুল্লাহিল বালিগার সপ্তম অধ্যায় 

বস্তুত হুজ্জাতুল্লাহিল বালিগার প্রথম অংশের | 03 এ$ 38 ১-এ| 
+ Unt lg le এ she জে ০০ 5৮৯৮ থেকে নিয়ে দ্বিতীয় খণ্ডের 
শেষ অংশ = 5 ০0 পৰ্যন্ত হাদীসেরই গজ্ঞাপূর্ণ ও বিজ্ঞোচিত ব্যাখ্যা, 
এর তর্তবুও ও হুকুম এবং এর বাস্তব সমন্বয়ের সেই মুজতাহিদসুলভ প্রচেষ্টা, 
যা ছিল শাহ সাহেবেরই বৈশিষ্ট্য, যাতে তার প্রাধান্য ও শ্রেষ্ঠত্‌ রয়েছে। 
আক্ষেপ হচ্ছে, হুজ্জাতুল্লাহিল বালিগার পাঠক-শিক্ষকও (যদিও সংখ্যায় তারা 
নগণ্য) এ অংশকে অপ্রয়োজনীয় বা গুরুত্হীন ভেবে উপেক্ষা করে থাকে। 


ফিকহ ও হাদীসের মাঝে সমন্বয় সাধন 

যুগ যুগ ধরে মুসলিম বিশ্বের জ্ঞান-গবেষণা, শিক্ষা ও লিখনী জগতে 
ফিকহ ও হাদীসের মাঝে দুটি ভারসাম্যপূর্ণ ধারা চলে আসছে, যার মধ্যে 
প্রত্যেকটিই (চালু হওয়ার সময় থেরে) স্বস্থানে অপরটি থেকে অমুখাপেক্ষী ও 
স্বনির্ভর হয়ে আপন গন্তব্যে এগিয়ে চলছে। আর অধিকাংশ সময় একটি 
অপরটি থেকে পৃথক হয়ে এরপর আর কোন তর্ত-উপান্তে গিয়ে সমন্বয় হত 
না। অনেক ফিকহী মতাদর্শে হাদীস তখনই আলোচনায় আসত, যখন 
মাসআলা সমর্থন এবং অপর মাযহাবের দিশারীদের সেই আপত্তি খণ্ডন করার 

Wwww.iscalibrary.com 


প্রয়োজন পড়ত- এ মাসআলাটি কি হাদীসের বিপরীত! অথবা অন্য 
মাযহাবের উপর তার প্রাধান্য প্রমাণ করতে হত। সিহাহ সিত্তাহর সবকে 
হয়ত সেসব হাদীসের ব্যাখ্যা দেওয়া হত যেগুলো আপন মাযহাবের বিপরীত 
মনে হত অথবা অন্যান্য কিতাবের সেসব হাদীস পেশ করা হত, যেগুলো 
স্বীয় মাযহাবের সমর্থনে পাওয়া যেত। যদি কোন ফিকহী মাযহাবের 
নির্ভরযোগ্য ও উচ্চ মাপের কিতাবে হাদীসগুলো দ্বারা প্রমাণ পেশ করা হয়ে 
থাকে, তাহলে অনেক সময় উক্ত মাযহাবের সেসব উলামায়ে কিরাম যাদের 
হাদীস শাস্ত্রে ব্যুৎপত্তি ও প্রশস্ত দৃষ্টি এবং মুহাদ্দিসসূলভ আগ্রহ ছিল, তারা 
সেসব হাদীসের তাখরীজ (উদ্ধৃতি) বের করার চেষ্টা করেছেন। সেগুলোর 
উপর মুহাদ্দিসসুলভ আলোচনা করেছেন। যার দ্বারা উক্ত গ্রন্থে প্রমাণ পেশ 
করা হয়েছে। সুতরাং এই প্রশংসিত প্রচেষ্টাও ছিল উক্ত ফিকহী মাযহাবের 
সমর্থন-সাহায্য এবং তাকে হাদীসের অনুকূল প্রমাণ করার একটি পদ্ধতি আর 
সেই মাযহাবের বিজ্ঞোচিত ও গবেষকসুলভ খেদমত, যা অতি মূল্যবান ও 
কৃতজ্ঞতাযোগ্য; তবে এতে মূল মাসআলায় পুনদৃষ্টি দান এবং ফিকহ ও 
হাদীসের মাঝে সমন্বয় সাধনের প্রচেষ্টা ছিল না। 

ফিকহী মাযহাবগুলো কিছুটা এমন লৌহজাত বাক্স হয়ে গিয়েছিল, যা 
ভেঙ্গে যাওয়া তো সম্ভব ছিল, তবে প্রসারিত হওয়া ছিল অসম্ভব। প্রত্যেক 
মাযহাবের অনুসারীই নিজের মাযহাব সম্পর্কে ধারণা রাখত, তার মাযহাব 
একশতভাগ বিশুদ্ধ হওয়াই প্রকৃত কথা । তবে মানবিক কারণে ভুলব্্রান্তির 
সম্ভাবনা অবশ্যই আছে। কেউ এই চিন্তাধারাকে অত্যন্ত উচ্চাঙ্গের বাক্যে 
নিম্নরূপে ব্যক্ত করেন- 

এ 5০0 04০৯৪ প1 085 ২১৯১৩ 551৯0 ০04০৪ pa (9৯৬০ 

“আমাদের মাযহাব প্রকৃতপক্ষে তো সঠিক এবং সত্য, ভুলের সম্ভাবনাও 
আছে। আর অন্যদের মাযহাব মূলতঃ ভুল; কদাচিৎ শুদ্ধতার সম্ভাবনা আছে 

এই চিন্তাধারার পরিণতি ছিল, মাযহাব চতুষ্টয় তথা হানাফী, মালেকী, 
শাফেঈ ও হাম্বলী মাযহাবের মধ্যে (উম্মত যেগুলোকে স্বতঃক্ফুর্তভাবে 
সার্টিফিকেট প্রদান করেছে এবং যেসব মাযহাব সম্পর্কে হকপন্থী ও জ্ঞানী 
মহলের মধ্যে প্রথম থেকেই নীতিগতভাবে স্বীকার করা হত যে, সত্য 
এগুলোর মধ্যে সীমাবদ্ধ। এগুলোর প্রতিষ্ঠাতা ও স্থপতিগণ ছিলেন 
হিদায়াতের ইমাম ও উম্মতের দিশারী। আর এ মাযহাবগুলো সত্য) 
মতবিরোধের উপসাগর দিন দিন গভীর ও সম্প্রসারিত হচ্ছিল। এসবের 
অনুসারীদের মাঝে মতবিরোধ, ঘৃণা-ভৎ্সনা আর তর্ক-বিতর্ক অনেক সময় 


Wwww.iscalibrary.com 


বিবাদ ও যুদ্ধ পর্যন্ত গড়িয়ে যেত। এর চেয়ে কঠিন আচরণ সেসব জ্ঞানী- 
বিদ্বানদের সাথে হত, যারা পুরোপুরি বা আংশিকভাবে ইবাদত-বন্দেগীতে 
হাদীসের উপর আমল শুরু করে দিত। এর একটি উজ্জ্বল দৃষ্টান্ত সেই বারো 
শতকের এক প্রবীণ আলেম ও মুহাদ্দিস শায়খ মুহাম্মদ ফাখের যায়েরে 
এলাহাবাদী (১১২০-১১৬৪ হি.)। যিনি (কোনও কোনও লেখকের 
বর্ণনামতে) তার ইত্তিবায়ে হাদীস বা হাদীসের অনুসরণ ও প্রবীণতার কারণে 
জনসাধারণের গণরোষের লক্ষ্যবস্তুতে পরিণত হন। 

শাহ সাহেবের সংস্কারমূলক কর্মকাণ্ডের মধ্যে একটি সাফল্য, হাদীসের 
খেদমত ও সুন্নাতের সাহায্যের মুক্তামালারই একটি গুরুত্বপূর্ণ অংশ । ফিকহ 
ও হাদীসের মধ্যে সমন্বয় সাধন। অধিকন্ত তিনি মাযহাব চতুষ্টয় সম্পর্কে যে 
সংকলন ও কলমযুদ্ধের চেষ্টা চালিয়েছেন, তা থেকে নবী করীম (স)-এর 
সেই শুভসংবাদেরই সত্যতা প্রমাণিত হয়, যাতে বলা হয়েছিল, ‘তোমাদের 
দ্বারা আল্লাহ তা'আলা এই উম্মতের এক্য-সংহতির এক বিশেষ প্রকারের 
কাজ নিবেন’ ভারত উপমহাদেশ সম্পর্কে যতদূর জানা যায়, তাতে এই 
চিন্তাধারা, সংকলন ও সমন্বয় সাধনের সেই প্রচেষ্টার আলামত পাওয়া যায় 
না। আর এর এঁতিহাসিক ও শিক্ষণীয় বহু কারণও আছে। এই উপমহাদেশ 
প্রথম থেকেই সেসব দিথ্বীজয়ী ও রাজত্ব প্রতিষ্ঠাতাদের পদানত ছিল, যারা 
ছিল তুর্কি কিংবা আফগান বংশোদ্ভুত লোক। এতদুভয় জাতিই প্রায় তাদের 
ইসলাম গ্রহণের সময় থেকে হানাফী মাযহাবের অনুসারী বরং তার সাহায্য- 
সহযোগিতা ও প্রচার-প্রসারে তৎপর ও উৎসাহী থাকে । এখানে প্রায় আটশ 
বছর পর্যন্ত মালেকী ও হাম্বলী মাযহাবের পা রাখারই সুযোগ হয়নি । শাফিঈ 
মাযহাব সীমান্ত-উপকূল পর্যন্ত সীমাবদ্ধ থাকে কিংবা দক্ষিণ ভারতের মাদ্রাজ 
এবং উত্তর প্রদেশ (বর্তমান কিরণাটেক) এর কিছু অংশ ভাটকল প্রভৃতি ও 
কেরালায়ে সীমাবদ্ধ থাকে । তন্মধ্যেও মালাবার (প্রাচীন আলমা“বার শহর) 
বাদ দিয়ে, যেখানে বেশির ভাগ শাফিঈ মতাবলম্বী ইসলামের দাঈগণ, 
ব্যবসায়ী, মাশায়িখ, ফকীহ, আলেম ও জ্ঞানী-বিদ্বান ব্যক্তিবর্গ এসেছেন। 
শায়খ মাখদূম, ফকীহ আলী মাহাইমী (মৃত্যু ৮৩৫ হি.) যিনি তাবছিরাতুর 
রহমান ও তাইসীরুল মান্নান রচয়িতা, মালাবার শায়খ মাখদূম ইসমাঈল 
ফকীহ সুককারী সিদ্দিকী (মৃত্যু ৯৪৯ হি.) এবং শায়খ মাখদূম যাইনুদ্দীন 
ইয়ালীবারী (মৃত্যু ৯২৮ হি.) ছাড়া আমাদের ক্ষুদ্রজ্ঞানে এ ধরনের শাফিঈ 
ফকীহ ও মুহাদ্দিস জন্ম নেয়নি । যারা ভারতে বিশেষতঃ উত্তর ভারতের 
ফিকহের উপর গভীর পর্যবেক্ষণ, অন্তর্দৃষ্টি দান এবং এর দ্বারা উপকৃত হতে 


Wwww.iscalibrary.com 


উৎসাহিত করতেন। ভারত থেকে যেসব উলামায়ে কিরাম ও ইলমে হাদীস ও 
ইলমে ফিকহ অনুসন্ধিৎসু হিজায গমন করতেন (যা ছিল তুর্কি রাজত্বের 
শাসনাধীন আর তুর্কিরা প্রত্যেক যুগে শতভাগ সুন্নী ও হানাফী ছিল) তারাও 
বেশিরভাগ নিজ মাযহাবেরই উলামায়ে কিরাম এবং বিশেষভাবে নিজের 
স্বদেশী আসাতিযায়ে ফিকহ ও হাদীসের সঙ্গে সম্পর্ক রাখতেন। যারা 
সেখানে ভারত কিংবা আফগানিস্তান থেকে হিযরত করে চলে গিয়েছেন। 
তাদের শিষ্যদের বিরাট মজলিস ছিল। 

শাহ ওয়ালীউল্লাহ সাহেব প্রথম ব্যক্তি ছিলেন, যিনি হারামাইন 
শরীফাইনে মৌলিক শিক্ষা ও উপকারিতা লাভ করেছেন এক বিশিষ্ট শাফিঈ 
মুহাদ্দিস শায়খ আবু তাহের কুদ্দী মাদানীর কাছ থেকে তিনি তার (কুদীর) 
জ্ঞান-প্রজ্ঞা, তার ব্যক্তিত্ব, তার বাতেনী (আধ্যাত্মিক) যোগ্যতাসমূহ, উদার 
দৃষ্টি ও উদার প্রাণের দ্বারাও প্রভাবিত হয়েছেন। শাহ সাহেব “ইনসানুল 
আইন’ গ্রন্থে তার যেসব মাশায়িখে হারামাইনের পরিচয় পেশ করেছেন, 
সেখানে কেবল একজন শায়খ তাজুদ্দীন কালঈ ছিলেন হানাফী আলেম ও 
মুহাদ্দিস। তন্ুধ্যে শায়খ মুহাম্মদ ওফদুল্লাহ ইবনে শায়খ মুহাম্মদ ইবনে 
মুহাম্মদ ইবনে সুলাইমান ছিলেন মালেকী মতাবলম্বী । শাহ সাহেব হারামাইন 
শরীফে অবস্থানের যুগে হিজাযের জ্ঞানগত নেতৃত্ব, শিক্ষা ও লিখনী ময়দানে 
বিশেষতঃ হাদীস শাস্ত্রের নেতৃত্ব ও পৃষ্ঠপোষকতার লাগাম ছিল ইয়ামেনের 
আলেম ও মুহাদ্দিস অথবা কুদী বংশোদ্ভূত উলামায়ে কিরামের হাতে । আর 
তারা সাধারণতঃ শাফিঈ মতাবলম্বী ছিলেন। এসব কারণে শাহ সাহেবের 
শাফিঈ ফিকহের মূলনীতি ও নিয়ম-পদ্ধতি, তার বৈশিষ্ট্যাবলী. এবং কিছু 
ব্যতিক্রমধর্মী বিষয় সম্পর্কে অবগতি লাভের পূর্ণ সুযোগ হয়েছে। এভাবে 
তিনি মালেকী ফিকহ এবং হাম্বলী ফিকহ সম্পর্কেও অবগত হওয়ার সুযোগ 
পেয়েছেন। ভারতীয় আলেমদের জন্য দীর্ঘকাল ধরে (এঁতিহাসিক, 
ভৌগোলিক, রাজনৈতিক ও সভ্যতা-সাংস্কৃতিক কারণে) যার ব্যবস্থা হচ্ছিল 
না। এভাবে মাযহাব চতুষ্টয়ের তুলনামূলক বা বিপরীতধর্মী ফিকহী ব্যুৎপত্তি 
তার জন্য সহজসাধ্য হয়েছে। যা ছিল সেসব উলামায়ে কিরামের জন্য কঠিন, 
যাদের এ সুযোগ হয়নি। 

শাহ সাহেব প্রায় বার বছর ভারতে শিক্ষাদান করার পর, হিজরী ১১৪৩ 
সালে ত্রিশ বছর বয়সে হিজায গমনের মনস্থ করেন। কিন্তু আল্লাহ তা'আলা 
তার মন-মানসে জন্মগতভাবেই যে সামথিকতা, দৃষ্টি ও অন্তরে প্রশস্ততা, 
জন্মগত সমন্বয় আগ্রহ এবং আরেফ রুমী (র)-এর অসীয়তের উপর আমল 
করার স্বভাবগত আকর্ষণ ও ব্যাকুলতা সৃষ্টি করেছিলেন, কবির ভাবায়- 


Wwww.iscalibrary.com 


ঢখ ১১৭৩) »২)- ই ১৭ ৩88) 


সে কারণে হিজায সফরের পূর্বেই তার মধ্যে ফিকহ ও হাদীসের মাঝে 
সমন্বয় সাধনের আগ্রহ-উদ্যম, মুহাদ্দিস ফকীহগণের মতাদর্শকে প্রাধান্য দান 
এবং একে আপন জীবনের অভীষ্ট লক্ষ্য বানানোর সংকল্প সৃষ্টি হয়ে 
গিয়েছিল। ‘আল-জুযউল লাতীফ' গ্রন্থে শাহ সাহেব স্বয়ং লিখেছেন, “মাযহাব 
চতুষ্টয় ও তাদের উসূলে ফিকহের কিতাবাদি অধ্যয়ন এবং যেসব হাদীস দ্বারা 
প্রমাণ পেশ করেছেন, সেগুলো সম্পর্কে চিন্তা-গবেষণা করার পর মন-মানসে 
মুহাদ্দিস ফকীহগণের চমকপ্রদ পছন্দনীয়তা বদ্ধমূল হয়। এতে অদৃশ্য 
আলোকবর্তিকার সাহায্যও ছিল। 

শাহ সাহেব কট্টরপন্থী ফকীহগণ (যারা তাদের মাযহাব থেকে চুল 
পরিমাণ সরে আসতে প্রস্তুত নয়) এবং যাহেরিয়াহ ফিরকা (যারা সুস্পষ্ট 
ফিকহ অস্বীকারকারী এবং সেসব -ফকীহগণের উপর কটুক্তি করে, যারা 
আলেম-উলামা ও জ্ঞানী মহলের শিরোমণি এবং আহলে দীনের ইমাম ও 
নেতা) এর রীতিনীতির বিরুদ্ধে কঠোর সমালোচনা করেছেন। তাদের 
জালিয়াতি ও চরমপন্থাকে ঘৃণা করেছেন। পরিষ্কার ভাষায় লিখেছেন, 
8208 ০৭ ৩৯৭ 9) প্রত্যেক ব্যাপারে নিঃসন্দেহে মিতাচারই সঠিক!’ না 
প্রথম পক্ষ একশতভাগ সত্যের উপর আছে, আর না দ্বিতীয় পক্ষ । 

শাহ সাহেব (র) তার জগছিখ্যাত 'হজ্জাতুল্লাহিল বালিগা' গ্রন্থে 
লিখেছেন, একদিকে কালামে ফিকহের উপর তাখরীজ অপরদিকে 
হাদীসসমূহের শব্দাবলীর তত্তানুসন্ধান। ধর্মে দু'টিরই সুদৃঢ় ভিত্তি রয়েছে। 
প্রত্যেক যুগেরই উভয়েরই গবেষক উলামায়ে কিরাম এতদুভয়ের মূলনীতির 
উপর আমল করে .গেছেন। কেউ কেউ এমন, তাখরীজ সম্পর্কে যারা পিছপা 
আর হাদীসের শব্দাবলীর তত্ত্ীনসন্ধানে অগ্রণী। আবার কেউ কেউ এর 
বিপরীত ৷ তন্মধ্যে কোনও একটি মুলনীতিকে মোটেও উপেক্ষা করা অনুচিত । 
যেমনটি দু'পক্ষেরই সাধারণ রীতি । এক্ষেত্রে উভয়ের মাঝে সমন্বয় সাধনের 
চেষ্টা চালানোই কার্যকরী পথ । আর একটির ঘাটতি অপরটি দ্বারা পূর্ণ করতে 
হবে । এটাই ইমাম হাসান বসরী (র)-এর অভিমত ।” 

শাহ সাহেব তার ফার্সী অসীয়তনামায় লিখেন- “শাখা মাঁসআলায় এমন 
মুহাদ্দিস উলামায়ে কিরামের অনুসরণ করা উচিৎ, যিনি ফিকহ ও হাদীস 
উভয় শাস্ত্রের (সমান অভীজ্ঞা) আলেম ফিকহী মাসআলাগুলোকে 
কিতাবুল্লাহ ও সুন্নাতে রাসূলের সাথে মিলিয়ে নেওয়া কর্তব্য ৷ 


Wwww.iscalibrary.com 


আরেকটু সামনে গিয়ে লিখেন- ‘উম্মতের জন্য যৌক্তিক মাসআলাগুলো 
কুরআন-হাদীসের সাথে পরিমাপ করা জরুরী। এক্ষেত্রে আদৌ 
অমুখাপেক্ষিতা আসতে পারে না” 

শাহ সাহেব (র)-এর সময়ে শিক্ষাগত উন্নৃতি-সমৃদ্ধি হয়েছিল হানাফী 
ফিকহ ও উসূলে ফিকহে হানাফীর পরিবেশে । তিনি হানাফী মাযহাবের 
বৈশিষ্ট্যাবলী সম্পর্কে এতটাই ওয়াকিফহাল এবং এর এত বেশি প্রবক্তা 
ছিলেন, যতখানি হতে পারেন বড় কোন হানাফী আলেম। তিনি এ বাস্তবতা 
সম্পর্কে জ্ঞাত ছিলেন এবং স্থানে স্থানে তার প্রকাশ করতেন যে, বিভিন্ন 
এঁতিহাসিক, শিক্ষাগত, রাজনৈতিক ও সাংস্কৃতিক কারণে হানাফী ফিকহ 
(শাফিঈ ফিকহসহ) এর যতদুর খেদমত হয়েছে এবং এর চেহারার 
সুবমাবর্ধন তথা এর খুঁটিনাটি ঠিক করা হয়েছে আর এর মতনগুলো “(মূল 
পাঠ) এর ব্যাখ্যা ও মূলনীতিগুলোর বিশ্লেষণ করা হয়েছে, অপর কোনও 
মাযহাবের ক্ষেত্রে এমনটি করা হয়নি। তিনি ইমাম আবু হানীফা সম্পর্কে 
লিখেন, ‘ইমাম আবু হানীফা রে)-এর মর্ধাদা ইবরাহীম নাখই এবং তার 
সমপর্যায়ের উলামায়ে কিরামের মাযহাবের উপর ইজতিহাদ-ইস্তিঘাত 
(মাসআলা উৎসারণ)-এর ব্যাপারে অনেক উর্ধ্বে ছিল। সেসব তাখরীজ 
(উদ্ভাবন-উদ্ধৃতি)-এর নানা দিক ও আপত্তি সম্পর্কে তিনি অত্যন্ত গভীর দৃষ্টি 
রাখতেন । শাখা মাসআলাগুলো উদ্ভাবনে ছিল তার অসাধারণ গভীরতা ৷' 

কিন্তু সেসঙ্গে তিনি ইমাম মালেক রে) এর বড়ত্, বিশেষতঃ মুয়াত্তার 
বিশুদ্ধতা, তার মর্যাদা ও শ্রেষ্ঠত্ব তার বরকতের নিছক প্রবক্তাই নন বরং 
দাবীদার এবং একে হাদীসের বুনিয়াদী (ভিত্তিমূলক) কিতাবাদির মধ্যে গণ্য 
করতেন। অপরদিকে শাফিঈ মাযহাবের পবিত্রতা, পরিচ্ছন্নতা ও হাদীসের 
সঙ্গে নিকটতর হওয়ার আলোচনা করতেন বলিষ্ঠ কণ্ঠে । ইমাম শাফিঈ (র)- 
এর দূরদর্শীতা ও বিচক্ষণতার বড় প্রবক্তা ছিলেন। অনন্তর সেসঙ্গে ইমাম 
আহমদ ইবনে হাম্বল (র)-এর জীবনালেখ্য. বর্ণনা করতে গিয়ে হজ্জাতুল্লাহিল 
বালিগায় লিখেন, “সেসব ফকীহ ও মুহান্দিসগণের মধ্যে সবচেয়ে উচ্চ 
মর্যাদাসম্পন্ন, অধিক বর্ণনাকারী, হাদীস সম্পর্কে পরিজ্ঞাত এবং ফিকহী 
জ্ঞানের তীক্ষ্মদৃষ্টির অধিকারী ইমাম আহমদ ইবনে হাম্বল (র), এরপর ইমাম 
ইসহাক ইবনে রাওয়ায়েহ।” 

উক্ত চার ইমামের উচ্চ মর্যাদা, জ্ঞানের প্রশস্ততা, তীক্ষদৃষ্টি এবং উন্মতের 
উপর .ইহসান-অনুগহ সম্পর্কে (সেসব কিতাব, ইতিহাস -ও অনুবাদের 
মাধ্যমে) সরাসরি অবগতি লাভ ও তাদের প্রতি একান্তিক শ্রদ্ধা-ভালবাসার 
কারণে শাহ সাহেবের মধ্যে সেই সামধিকতা, শ্বয়ংসম্পূর্ণতা এবং ফিকহ ও 


Www.iscalibrary.com 


হাদীসের তুলনামূলক মুতালা“আয় এমন ভারসাম্য ও মিতাচার সৃষ্টি হয়ে যায়, 
যার প্রত্যাশা কুদরতীভাবে সেসব আলেম ও লেখকদের নিকট থেকে করা 
যায় না, যাদের জ্ঞান-গবেষণা ও চিন্তাধারার সম্পর্ক নিছক একই ফিকহী 
মাযহাব ও তার প্রবর্তক-স্থপতির সঙ্গে ছিল। আর তাদের সেই সীমানা থেকে 
বেরিয়ে আসার (নানাবিধ মানসিক ও ব্যক্তিগত কারণে) সুযোগ হয়নি ।” 


ইজতিহাদ ও তাকলীদের মাঝে ভারসাম্য রক্ষা 

হযরতের শাহ সাহেবের ' সেসব ভূতপূর্ব যোগ্যতা ও সংস্কারমূলক 
বৈশিষ্ট্যাবলির মধ্যে, যা দ্বারা আল্লাহ তাআলা তাকে বিশেষ সম্মানে ভূষিত 
করেছেন, তা হচ্ছে ভারসাম্যপূর্ণ ও ন্যায়ানুগ মতাদর্শ ও মিতাচারের পদ্ধতি, 
যা তিনি ইজতিহাদ ও তাকলীদ তথা অনুকরণের মাঝে অবলম্বন করেছেন, 
যা তার সুস্থ মানসিকতা, সঠিক আগ্রহ ও বাস্তবদর্শীতার উত্তম বহিঃপ্রকাশ । 
একদিকে ছিল সেসব লোক, যারা প্রত্যেক মুসলমানকে চাই সে সাধারণ 
কিংবা বিশিষ্ট ব্যক্তিই হোক, সরাসরি কিতাব ও সুন্নাতের উপর আমল করা 
এবং প্রত্যেক বিষয়ে কুরআন-সুন্নাহ থেকে বিধান গ্রহণে আদিষ্ট সাব্যস্ত 
করত । আর কারও অনুকরণকে বলত সম্পূর্ণরূপে হারাম। তাদের কথাবার্তায় 
এর সুস্পষ্টতা না পাওয়া গেলেও তাদের কর্মপদ্ধতি "ও তাদের রচনাবলি 
থেকে অলৌকিকভাবে এই.ফলাফল বের করা যায়। এ দলে প্রবীণদের মধ্য 
হতে আল্লামা ইবনে হাযাম রে) কে আগে আগে দেখা যায়। কিন্তু এটা 
পুরোপুরি অমূলক কথা । আর প্রত্যেক মুসলমানকে এর জন্য আদিষ্ট সাব্যস্ত 
করা অসাধ্য সাধন বা অসম্ভব বিষয়ের আদেশ দেওয়ার নামান্তর । 

অপরদিকে আরেকটি দল ছিল, যারা তাকলীদ (অনুকরণ)কে প্রত্যেক 
মুসলমানের উপর ওয়াজিব সাব্যস্ত করত এবং তা পরিত্যাগকারীকে কঠিন 
ফিকহী হুকুম ‘ফাসিক’ ও ‘গোমরাহ’ বলে অভিহিত করত ৷ যেমনটি বলত 
প্রথম দল অনুকরণকারীদের এবং কোন বিশেষ ফিকহী মাযহাবের 
অনুসারীদেরকে। এ দল সেই বাস্তবতাকে ভূলে যেত যে, অনুকরণ মূলতঃ 
সাধারণ মানুষকে প্রবৃত্তির তাড়না ও আত্মপূজা, বিলাসিতা ও অহংকার থেকে 
বাঁচানো, মুসলিম সমাজকে বিচ্ছিন্নতা ও লাগামহীনতা থেকে নিরাপদ রাখা, 
ধর্মীয় জীবনে এঁক্য-সংহতি ও শৃঙ্খলা তৈরী করা এবং শরয়ী আহকামের 
উপর সহজে আমল করার সুযোগ দানের একটি ব্যবস্থামূলক কৌশল । কিন্তু 
তারা এই ব্যবস্থামূলক কাজকে শরয়ী আমলের মর্যাদা দিয়ে দেয় এবং এর 
উপর এত কঠোরভাবে বাড়াবাড়ি করে, যা তাকে একটি ফিকহী মাযহাব ও 
ইজতিহাদী মাসআলার স্থলে মানছুছ, অকাট্য আমল এবং স্বতন্ত্র দীনের 
মর্ধাদা দিয়ে দেয়। 


Wwww.iscalibrary.com 


হ্যরত শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্দিস দেহলভী (র)-এর জীবন ও কর্ম ১৪৩ 


শাহ সাহেব এক্ষেত্রে যে মতাদর্শ অবলম্বন করেছেন এবং তার যে ব্যাখ্যা 
তিনি প্রদান করেছেন, তা শরীয়তের উৎস-প্রাণের নিকটতর, প্রথম শতাব্দীর 
আমলের সঙ্গে অধিক সঙ্গতিপূর্ণ, মানবীয় স্বভাবের সাথে বেশি অনুকূল এবং 
বাস্তব জীবনের সাথে সামঞ্জস্যপূর্ণ। এক্ষেত্রে শাহ সাহেব চতুর্থ হিজরী 
শতকের পুববর্তী কর্মপদ্ধতি বর্ণনা করেন। বলেন- “মানুষ তার ধর্মীয় জীবনে 
ইবাদত-বন্দেগী, লেনদেন ও আচার-অনুষ্ঠানে নিত্য-নতুন যেসব সমস্যা- 
সংকটের মুখোমুখি হত, তারা সেসব কিভাবে সমাধান করত, তারা সেক্ষেত্রে 
কী পন্থা অবলম্বন করত, তা হুজ্জাতুল্লাহিল বালিগায় “হিজরী চতুর্থ শতকের 
পূর্বাপর ধর্মীয় বিষয়ে তন্বানুসন্ধান ও আমলের ব্যাপারে মানুষ কী পন্থা 
অবলম্বন করত?'_ শিরোনামে বর্ণনা করেন । যা নিন্নরূপ- 


প্রথম শতকে মুসলমানদের কর্মপন্থা 

উল্লেখ্য যে, চতুর্থ হিজরী শতকের পূর্বে মানুষ নির্দিষ্ট কোনও মাযহাবের 
অনুসরণ ও তার পূর্ণ আনুগত্যের উপর এঁকাবদ্ধ ছিল না। আবু তালেব মান্ী 
(তার প্রসিদ্ধ গ্রন্থ) “কৃতুল কুলুব*-এ লিখেছেন, সংকলন বা রচনামূলক 
কিতাবাদি (ও ফিকহী-মাসআলা সমগ্র) সে যুগের পরের কথা৷ মানুষের 
বর্ণিত কথাবার্তা বলা, কোন একটি মাযহাবের উপর ফাতওয়া প্রদান, তার 
কথাকে আইন বা কর্মনীতি বানিয়ে নেওয়া এবং তা-ই অনুলিখন বা নকল 
করা, সে মাযহাবেরই মূলনীতি ও উৎসগুলোর পাণ্ডিত্য অর্জনের রীতি প্রথম 
ও দ্বিতীয় শতকে বিদ্যমান ছিল না। 

আমি তাতে বাড়িয়ে বলি, প্রথম দুই শতকের পর তাখরীজ (কুরআন- 
হাদীসের আলোকে মাসআলা উৎসারণ) -এর ধারা কিঞ্চিৎ পরিমাণে শুরু 
হয়। কিন্তু স্বতঃসিদ্ধ যে, চতুর্থ হিজরী শতকের মানুষ একই মাযহাবের 
গঞ্জিতে থেকে বিশেষ অনুকরণের প্রতি আনুগত্যশীল, তদনুযায়ী মাসায়েল ও 
আহকাম সম্পর্কে ব্যুৎপত্তি অর্জন এবং সে মাযহাবেরই গবেষণা ও 
ইজতিহাদগ্চলো অনুলিখন ও বর্ণনায় অভ্যস্ত ছিল না। যেমনটি তস্ত্ানুসন্ধানের 
মাধ্যমে জানা যায়। 

উম্মতের মধ্যে (ও মুসলিম. সমাজে) দু'টি শ্রেণী ছিল। একটি উলামায়ে 
কিরামের; অপরটি সাধারণ মানুষের । তন্মধ্যে সাধারণ মানুষ সেসব যৌথ 
বিষয় ও. সম্মিলিত মাসআলাগুলোতে কেবল শরীয়ত প্রণেতার অনুসরণ 
করত, যেগুলোতে মুসলমানগণ কিংবা জমহুর মুজতাহিদণণের মাঝে কোনও 
মতবিরোধ নেই। তারা অযু-গোসল করা এবং নামায-যাকাত আদায় করার 
পদ্ধতি এবং এ জাতীয় ইবাদত-বন্দেগী ও ফরযসমূহের জ্ঞান আপন 


Wwww.iscalibrary.com 


পিতামাতা কিংবা নিজ শহরের উত্তাদ ও আলেমদের থেকে আহরণ করত 
আর তদনুযায়ীই আমল করত। নতুন কোনও -বিষয়ের মুখোমুখি হলে বা 
নতুন কোন মাসআলা সামনে এলে, সে ব্যাপারে কোনও মুফতীর শরণাপন্ন 
হত ঠিক। কিন্তু কোন মাযহাব নির্ধারণ করা ছাড়াই প্রয়োজন সেরে নিত এবং 
তার কাছে মাসআলা জিজ্ঞাসা করত। 

আর খাছ শ্রেণী বা বিশেষ মহল সম্পর্কে যতদূর জানা যায়, তাতে দেখা 
যায়, তাদের মধ্যে যাদের প্রতিপাদ্য এ বিষয়বস্তু ছিল হাদীস শরীফ, তারা 
হাদীস নিয়েই ব্যস্ত থাকত। তারা হাদীসে নববী (স) ও আছারে সাহাবা 
(রা)-এর এত বড় ভাণ্ডার পেয়ে যেত, যার উপস্থিতিতে তাদের সংশ্লিষ্ট 
মাসআলা অন্য কোনও কিছুর প্রয়োজন পড়ত না। তাদের কাছে কোনও না 
কোনও এমন হাদীস বিদ্যমান ছিল, যা প্রসিদ্ধি, ব্যাপকতা কিংবা বিশুদ্ধতার 
স্তরে উন্নীত হত অথবা বিশুদ্ধ হাদীস হত, যার উপর ফকীহগণ ও বড় বড় 
উলামায়ে কিরামের কেউ না কেউ আমল করত । আবার কারও কাছে সেটি 
প্রত্যাখ্যানের যুক্তিখাহ্য কোন ওজর-আপত্তিও থাকত না। অথবা জমহুর 
সাহাবা (রা) ও তাবেঈদের ক্রমান্বয়ে একে অপরকে সমর্থন জানানোর 
অভিমত তাদের নিকট থাকত । যার সম্পর্কে মতবিরোধ করার কোনও 
সুযোগ হত না। যদি তাদের কারও কোনও মাসআলায় এমন কোনও বিষয় 
না মিলত, যাতে তার মন পরিতৃপ্ত বা প্রশান্ত হয় -অনুলিপির বৈপরিত্য কিংবা 
প্রাধান্য দানের কারণগুলোর অস্পষ্টতার দরুণ অথবা অন্য কোনও যৌক্তিক 
কারণে, তাহলে তারা তাদের পূর্ববর্তী ফকীহ ও উলামায়ে কিরামের কথা ও 
অভিমতের প্রতি লক্ষ্য করত। এক্ষেত্রে যদি তারা দু'টি উক্তি পেত, তবে 
তন্মধ্যে তারা অধিক শক্তিশালী ও প্রামাণ্যনির্ভর উক্তিটিই গ্রহণ করত। চাই 
সে উক্তি বা মতটি মদীনার আলেমদের হোক কিংবা কুফার আলেমদের । 

আর যারা তাখরীজ (ইজতিহাদ ও ইস্তিম্বাত) এর যোগ্যতাসম্পন্ন ছিল, 
তারা যেসব মাসআলায় সুস্পষ্ট কোনও বিধান না পেত, সে মাসআলায় 
তাখরীজ ও ইজতিহাদের মাধ্যমে কাজ নিত। এসব লোককে তাদের উস্তাদ 
কিংবা দলের প্রধানের প্রতি সম্পৃক্ত করা হত। যেমন বলা হত, অমুক 
শাফিঈ। অমুক হানাফী। হাদীসের আলেমদের মধ্যেও যিনি কোনও 
মাযহাবের অনুসরণ বেশি করতেন, তাকে তার সাথেই সম্বন্ধিত করা হত! 
যেমন, ইমাম নাসাঈ ও বায়হাকীর সম্বন্ধ করা হত ইমাম. শাফিঈ রে)-এর 
সাথে। সে যুগে বিচার ও ফাতওয়া প্রদানের ক্ষেত্রে তাকেই স্বীকৃতি দেওয়া 
হত, যার মধ্যে ইজতিহাদের যোগ্যতা থাকত । ফকীহও তাকে বলা হত, যিনি 


Wwww.iscalibrary.com 


হযরত শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্দিস দেহলভী রে)-এর জীবন ও কর্ম ১৪৫ 


মুজতাহিদ হতেন। এর কয়েকশত বছর পর এমন লোকের জন্ম হয়, যারা 
নীরবতা ও সততার পথ অবলম্বন করেন।" 


তাকলীদের বৈধ ও সৃষ্টিগত রূপরেখা 

শাহ সাহেব অত্যন্ত ন্যয়নিষ্ঠা ও বাস্তবদর্শীতার ভিত্তিতে কাজ করতেন। 
সেমতে তিনি এমন ব্যক্তিকে তাকলীদের (অনুকরণের) ব্যাপারে অক্ষম মনে 
করতেন, যে অবশ্যই কোন ফিকহী মাযহাব কিংবা নির্দিষ্ট ইমামের অনুসারী । 
তবে তার নিয়ত হচ্ছে, কেবল শরীয়ত প্রণেতার আনুগত্য ও রাসূলুল্লাহ 
(সা)-এর অনুসরণ । কিন্তু তার মধ্যে এমন যোগ্যতা নেই যে, সে শরয়ী 
হুকুম এবং কুরআন-সুন্নাহ দ্বারা প্রমাণিত বিষয় পর্যন্ত পৌঁছে যাবে। এর 
একাধিক কারণ হতে পারে। যেমন- সে অতি সাধারণ মানুষ অথবা তার 
হাতে সরাসরি তত্বীনুসন্ধান ও গবেষণার জন্য সময়-সুযোগ নেই অথবা এমন 
উপাদান (জ্ঞান-গবেষণা) অর্জিত নেই, যার দ্বারা সে স্বয়ং নুছুছ বা অকাট্য 
প্রমাণ্যের তত্বানুসন্ধান চালাতে পারে কিংবা সেখান থেকে মাসআলা বের 
করে নিতে পারে। শাহ সাহেব রে) আল্লামা ইবনে হাযম (র)-এর “তাকলীদ 
তথা অনুকরণ হারাম । কোনও মুসলমানের জন্য বিনা দলীলে আল্লাহ রাসূল 
€স) ছাড়া অন্য কারও কথা বা মতামত গ্রহণ করা জায়েয নয়।” উক্তিটি 
উদ্ধৃত করার পুর লিখেন- 

“ইবনে হাযম (র)-এর (উপরিল্িখিত) উক্তির পাত্র সে ব্যক্তি নয়, যে 
রাসূলুল্লাহ (স)-এর কথা/মতামত ব্যতিত অন্য কাউকে নিজের জন্য 
ওয়াজিবুল ইতাআত বা অনিবার্য অনুসৃত মনে করে না। সে সেটিকেই হালাল 
জ্ঞান করে, যাকে আল্লাহ ও আল্লাহর রাসূল (স) হালাল করেছেন। আর 
তাকেই হারাম বলে মানে, যাকে আল্লাহ-আল্লাহর রাসূল (সা) হারাম সাব্যস্ত 
করেছেন। কিন্তু তার যেহেতু সরাসরি রাসূলুল্লাহ (স)-এর কথা, কাজ ও 
মতামতের জ্ঞান নেই, সে নবীজীর বিভিন্ন উক্তি ও কথার মাঝে সামঞ্জস্য 
বিধানের যোগ্যতা এবং তার বাণী থেকে মাসআলা বের করার ক্ষমতা রাখে 
না, তাই সে কোনও আল্লাহভীর আলেমের আচল আকড়ে ধরে বসে । মনে 
করে, তিনি সঠিক কথা বলেন। আর যদি সে কোনও মাসআলা বর্ণনা করে 
তবে তাতে নিছক সুন্নাতে নববীর অনুসৃত ও ব্যাখ্যাতা হয় সে। যখনই সে 
জানতে পারে, তার এই ধারণা সঠিক ছিল না, তৎক্ষণাৎ সে কোন প্রকার 
টানাপোড়েন ও বাড়াবাড়ি ছাড়া তার আঁচল ছেড়ে দেয়। সুতরাং এমন 
ব্যক্তিকে কিভাবে কেউ ভৎর্সনা করবে এবং তাকে সুন্নাত ও শরীয়তের 
বিরোধী সাব্যস্ত করবে? 


ফর্মা- ১০ 


Wwww.iscalibrary.com 


সকলেই জানেন, ফাতওয়া গ্রহণ ও ফাতওয়া প্রদানের ধারা নববী যুগ 
থেকে নিয়ে অব্যাহতভাবে চলে আসছে আর সেই দু'ব্যক্তির মাঝে কী তফাৎ, 
যাদের একজন সবসময় অন্যের থেকে ফাতওয়া গ্রহণ করে । কখনও একজন 
থেকে, কখনও আরেকজন থেকে। কিন্তু তার মেধা স্বচ্ছ। তার নিয়ত সঠিক। 
আর সে নিছক ইত্তিবায়ে শরীয়ত তথা শরীয়তের, অনুসরণ চায় । এটা কিভাবে 
নাজায়েয? অথচ কোনও ফকীহ সম্পর্কে আমাদের এই বিশ্বাস ও ঈমান নেই 
যে, আল্লাহ তাআলা তার উপর আকাশ থেকে ফিকহ অবতীর্ণ করেছেন এবং 
আমাদের উপর তার আনুগত্য ফরয করেছেন। আর তিনি নিম্পাপ। সুতরাং 
আমরা যদি সেসব ফকীহ ও ইমামগণের মধ্য হতে কারও অনুসরণ. করি, তবে 
তা নিছক এ কারণে যে, আমরা জানি, তিনি কুরআন-সুন্নাহর আলেম, তার 
অভিমত (ফাতওয়া) দু'অবস্থার এক অবস্থা থেকে মুক্ত নয়। হয়ত সেটি 
কুরআন-হাদীসের সুস্পষ্ট কোনও হুকুমের উপর নির্ভরশীল অথবা স্বতঃসিদ্ধ 
কোনও মূলনীতির আলোকে তা কুরআন-হাদীস থেকে উৎসারিত অথবা তিনি 
বিভিন্ন নিদর্শন থেকে ধারণা করেছেন, হুকুমটি অমুক ইল্পতের সাথে সম্পৃক্ত। 
(এখানেও সে ইল্লাত বিদ্যমান) আর তার মন এ বিষয়ে নিশ্চিন্ত হয়ে গেছে। 
কারণ, তিনি গাইরে মানছুছ (অকাট্য প্রামাণ্য নছশুন্য বিষয়কে) মানছুছের 
(অকাট্য প্রামাণ্যনির্ভর বিষয়ের) উপর কিয়াস (পরিমাপ) করেছেন। যেন তিনি 
ছ্যর্থহীন ভাষায় বলছেন- আমি বুঝি, রাসূলে কারীম (স) বলেছেন- যেখানে 
এই ইল্লত বা কারণ পাওয়া যাবে, সেখানে এই হুকুম হবে । আর এই যৌক্তিক 
মাসআলা উক্ত ব্যাপকতা ও মূলনীতির অন্তর্ভুক্ত । 

অনুরূপভাবে এই হুকুম সম্বন্ধ রাসূলে কারীম (স)-এর প্রতিও করা যায়। 
কিন্তু তা ধারণাগতভাবে। যদি অবস্থা-প্রেক্ষিত এমন না হত, তাহলে কোনও 
ঈমানদার কোনও মুজতাহিদের অনুসরণ করত না। যদি আমাদের নিকট 
নিষ্পাপ রাসূলে কারীম (স)-এর কোনও হাদীস নির্ভরযোগ্য সূত্রে পৌঁছে, যার 
আনুগত্য আল্লাহ তা'আলা আমাদের উপর ফরয করেছেন, যে হাদীসখানা এ 
মুজতাহিদ অথবা ইমামের ফাতওয়া ও অভিমতের বিপরীত আর আমরা সে 
হাদীসখানা ছেড়ে দেই এবং এঁ যন্নী বা সংশয়পূর্ণ পন্থা অনুসরণ করি, তাহলে 
আমাদের. অপেক্ষা বেশি অর্থহীন পদ্ধতি অবলম্বনকারী আর কে হবে? আগামী 
দিনে আল্লাহর সামনে কী অজুহাত থাকবে আমাদের? 
মাযহাব চতুষ্টয়ের বৈশিষ্ট্যাবলি 

এই ন্যায়ানুগ.ও গবেষণামূলক পর্যালোচনার পর শাহ সাহেব উক্ত চার 
মাযহাব তথা হানাফী, মালেকী, শাফিঈ ও হাম্বলী মাযহাবের ব্যাপারে মুসলিম 


Wwww.iscalibrary.com 


হুযরত শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্দিসে দেহলভী (র)-এর জীবন ও কর্ম ১৪৭ 


বিশ্বে সাধারণতঃ যার-উপর আমল করা হয়, সে সম্পর্কে রচিত “কলেবরে 
ক্ষুদ্র; মূল্যমানে উৎকৃষ্ট’ গ্রন্থ ১৫০] 3৫:৯১ ০৫৯ এই ২৯ ২৪০ এর মধ্যে 


“স্মরণ রাখবেন, উক্ত মাযহাব চতুষ্টয় গ্রহণ করার মধ্যে বিরাট 
উপকারিতা রয়েছে । আর এই চারটি মাযহাবকেই একেবারে উপেক্ষা করার 
মাঝে রয়েছে বিরাট অকল্যাণ ও বিপর্যয়। এর কয়েকটি কারণ আছে। 
প্রথমতঃ উম্মতের একমত্য রয়েছে যে, শরয়ী জ্ঞানার্জনের ক্ষেত্রে তারা প্রবীণ 
পূর্বসুরী উলামায়ে কিরামের উপর নির্ভর করেছেন। তাবেঈগণ এ ব্যাপারে 
সাহাবায়ে কিরামের উপর নির্ভর করেছেন আর তাবে তাবেঈগণ নির্ভর 
করেছেন তাবেঈগণের ওপর । এভাবেই প্রত্যেক যুগের উলামায়ে কিরাম 
তাদের পূর্বসূরী দিশারীদের উপর নির্ভর করেছেন। যৌক্তিকভাবেও তাদের 
ন্যায়পরায়ণতা প্রমাণিত । কেননা শরয়ী জ্ঞানের উৎস নকল (কুরআন-হাদীস) 
ও ইস্তিম্বাত (তথা কুরআন-সুন্নাহর আলোকে মাসআলা উৎসারণ)। আর 
নকল (বা অনুলিখন) তখনই সম্ভব, যখন প্রত্যেক শ্রেণী তাদের নিকটবর্তী 
পূর্বপুরুষদের থেকে বিষয়টি চয়ন করবেন। ইস্তিদ্বাতেও পূর্ববর্তী বা 
প্রবীণদের মাযহাব জানা জরুরী, যাতে তাদের অভিমতের সীমানা থেকে 
বেরিয়ে এঁক্য বিদীর্ণ না হয়ে যায়। কাজেই সেসব অভিমত জানা এবং 
পুর্ববর্তীদের থেকে সাহায্য নেওয়া প্রয়োজন। অন্যান্য ইলম, শাস্ত্র, গুণাবলি 
ও পেশারও একই অবস্থা । নাহব, ছরফ, কবিত্ব, কাব্যচর্চা, কামারী, রাজের 
কাজ ও পেইন্টিং সবকিছু তখনই অর্জিত হতে পারে, যখন সেসব বিদ্যার 
উস্তাদ এবং এসবের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সংশ্রব গ্রহণ করা হবে। 
এগুলো ছাড়াই দক্ষতা অর্জন হয়ে যাচ্ছে- এমনটি খুব কম দেখা যায়। 
অবশ্য যৌক্তিকভাবে এমনটি সম্ভব । কিন্তু বাস্তবে হয় না। 

যখন চূড়ান্ত হয়ে গেল, প্রবীণদের অভিমত ও জ্ঞান-গবেষণার উপর 
নির্ভর করা জরুরী, ত’ ন সেই অভিমতগুলোও বিশুদ্ধ সনদে বর্ণিত এবং 
প্রসিদ্ধ কিতাবাদিতে.: ₹কলিত থাকাও জরুরী হয়ে গেল। সেসবের উপর 
এমন আলোচনা-পর্যানোচনা হতে হবে, যেন তাতে রাজেহ (প্রাধান্যপ্রাপ্ত) ও 
মারজুহ (যার উপর প্রাধান্য দেওয়া হুল) এবং আম-খাছ তথা বিশেষ- 
অবিশেষের মধ্যকার পার্থক্য নির্ণয় সুজ হয়-। যেখানে ইতলাক বা শৈর্তমুক্ত 
হওয়া) পাওয়া যায়, সেখানে জানতে হবে- এতে মুকাইয়াদ (বা শর্তযুক্ত 
বিষয়টি) কী? বিভিন্ন অভিমতের মাঝে ইতোমধ্যে সমন্বয় সাধন করা 
হয়েছে। হুকুমসমূহের ইল্লত ও কারণ সম্পর্কে লেখালেখি হয়েছে। অন্যথায় 

Wwww.iscalibrary.com 


এমন সব মাযহার ও ইজতিহাদের উপর নির্ভর করা শুদ্ধ হবে না। সেই 
পূর্বযুগগুলোতে এমন কোনও ফিকহী মাযহাব নেই, যার মধ্যে এসব গুণ ও 
বৈশিষ্ট্য পাওয়া যার এবং এসব শর্ত উক্ত চার মাযহাব ছাড়া পূর্ণ হয়।” 

এভাবে শাহ সাহেব ইজতিহাদ ও তাকলীদের মাঝে সেই মিতাচার ও 
সাম্যনীতি রক্ষা করেছেন, যা শরীয়তের উদ্দেশ্য, মানবীয় বৈশিষ্ট্য এবং 
ঘটনাবহুল পৃথিবীর সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যশীল। তারা তাকলীদের সঙ্গে 
শর্ত জুড়ে দিয়েছেন- এ ব্যাপারে মেধা-মনন পরিস্কার এবং নিয়ত পরিশুদ্ধ 
হতে হবে। কেননা লক্ষ্য তো শরীয়ত প্রণেতার অনুকরণ এবং কুরআন- 
সুন্নাহর আনুগত্য । আর আমরা যাকে মাধ্যম বানাচ্ছি, তিনি কুরআন-সুন্নাহ 
আলেম এবং ইসলামী শরীয়তের একজন পথপ্রদর্শক ও ব্যাখ্যাতা মাত্র। যখন 
নিশ্চিত হয়ে যাবে যে, আসল ব্যাপার ভিন্র। সুন্নাহ দ্বারা প্রমাণিত হুকুম 
আরেকটি, তখন একজন ঈমানদারের জন্য আরেকটি রূপরেখা গ্রহণ করতে 
কখনও সংশয় বা ছিধাছন্দ হবে না। মানসিকভাবে সেজন্যও প্রস্তুত থাকতে 
হবে। চাই সে অবস্থা-সুযোগ বহুদিনেই হোক। আল্লাহ তাআলা বলেন- 
৪1১১০৯১৫১০৫ ০৩ LB এ ১৭০৪ SS 0৬৯৮ ১ এ 538 

১৮১০1944834 ১৯১০৯ এ 

“তোমাদের প্রতিপালকের শপথ! মানুষ যাবৎ না তাদের পারস্পরিক 
বিবাদে তোমাকে মীমাংসাকারী বিচারক না বানাবে আর এরপর তুমি যে 
ফায়সালা করবে, সে সম্পর্কে নিজের মনে কোনও বক্রতা বা সংকীর্ণতা না 
পাবে বরং সন্তষ্টচিন্তে মেনে নিবে, ততক্ষণ পর্যন্ত তারা মুমিন (পূর্ণাঙ্গভাবে) 
হবে না।' (সূরা নিসা : ৬৫) 


প্রত্যেক যুগের ইজতিহাদের প্রয়োজনীয়তা 

শাহ সাহেব মাযহার চতুষ্টয়ের বৈশিষ্ট্যাবলি এবং মুহাদ্দিস ফকীহগণের 
খেদমত ও তাদের মর্যাদার পূর্ণ স্বীকৃতি দেন। এই ফিকহ ও হাদীসের 
ভাগ্তারকে তিনি সাব্যস্ত করেন অতি মূল্যবান ও কল্যাণকর রত্ন হিসেবে । এর 
থেকে বৈরিতা ও অসুখাপেক্ষিতাকে মনে করেন বিরাট ক্ষতি ও বঞ্চনার 
কারণ। অধিকন্ত তিনি বলেন, ইজতিহাদ (তার শর্তাবলি, জরুরী নীতিমালা 
ও সতর্কতাসহ) প্রত্যেক যুগের প্রয়োজনীয়তা, মানব জীবন, সভ্যতা-সংস্কৃতি 
ও সমাজের পট পরিবর্তন, উন্নতি-অগ্রগতির যোগ্যতা, মানবীয় প্রয়োজনাদি, 
নানা ঘটনাপ্রবাহ ও পরিবর্তনের যথারীতি স্বভাবগত চাহিদা, ইসলামী 
শরীয়তের প্রশস্ততা, এটি “মিন জানিবিল্লাহ” তথা আল্লাহর পক্ষ থেকে হওয়া 

Wwww.iscalibrary.com 


....... হযরত শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্দিসে দেহলভী (র)-এর জীবন ও কর্ম ১৪৯ 


এবং কিয়ামত পর্যন্ত মানবজাতির দিকনির্দেশনা দান ও সমাজের জায়েয 
চাহিদাগুলো পূরণের যোগ্যতার অধিকারী হওয়ার জন্য প্রয়োজন রয়েছে, যার 
বহিঃপ্রকাশ ও প্রমাণ দান প্রত্যেক যুগে জরুরী; শরীয়তের ধারক-বাহকদের 
উপর ফরয কর্তব্য। ‘মুস্তফা’ -এর ভূমিকায় তিনি লিখেন, “ইজতিহাদ 
প্রত্যেক যুগে ফরযে কিফায়া। এখানে ইজতিহাদ দ্বারা উদ্দেশ্য বিশেষ 
ইজতিহাদ/ম্বতন্ত্র ইজতিহাদ নয়। যেমন ছিল ইমাম শাফিঈ (র) এর 
ইজতিহাদ । যিনি জরাহ ও তাদীল (সমালোচনা), ভাষাজ্ঞান ইত্যাদিতে অন্য 
কারও মুখাপেক্ষী ছিলেন না। এভাবে তিনি তার মুজতাহিদসুলভ জ্ঞান- 
বুদ্ধিতে তোর সকল শাখায়) অপরের অনুসারী ছিলেন না। মূল উদ্দেশ্য 
প্রয়োজনীয় ইজতিহাদ । আর তা হচ্ছে, শরঈ আহকামগুলোকে তার বিস্তারিত 
দলীল-প্রমাণের মাধ্যমে জানা এবং মুজতাহিদগণের নিয়মানুসারে শাখা- 
মাসআলা উৎসারণ ও আহকাম বিন্যাস করা; চাই তা কোনও মাযহাব 
প্রণেতার দিকনির্দেশনায় ও তত্বাবধানে হোক.।' 

আমরা যে বলি, এ যুগে ইজতিহাদ ফরয অর্থাৎ অনিবার্ধ। (আর এটি 
গবেষক আহলে ইলমদের একমত্যপূর্ণ মাসআলা)। এর কারণ হচ্ছে, 
মাসআলা অসংখ্য । যার সীমাবদ্ধতা অসম্ভব । সে সবের ব্যাপারে আল্লাহর 
হুকুম জানা ওয়াজিব । আর লেখা ও সংকলনে যতটুকু এসেছে, তা অপর্যাপ্ত । 
এসবের ব্যাপারেও যথেষ্ট মতবিরোধ আছে। সেগুলো সমাধান করা দলীল- 
প্রমাণের শরণাপন্ন হওয়া ছাড়া সম্ভব নয়। আইম্মায়ে মাসায়েল থেকে যেসব 
রিওয়ায়েত বর্ণিত আছে, তার সিংহভাগেই বিচ্ছিন্নতা আছে। মন সেসবের 
উপর প্রশান্তির সাথে নির্ভর করতে পারে না। কাজেই সেগুলোকে 
ইজতিহাদের নীতিমালায় যাচাই করা ও গবেষণা করা ছাড়া তা আমলযোগ্য 
হতে পারে না। 


Wwww.iscalibrary.com 


সপ্তম অধ্যায় 


হজ্জাতুল্লাহিল বালিগার দর্পণে ইসলামী শরীয়তের মজবুত ও 

প্রামাণ্য ব্যাখ্যা এবং হাদীসের তত্্ব-মর্মের পর্দা উন্মোচন 
হুজ্জাতুল্লাহিল বালিগার বৈশিষ্ট্য 

শাহ সাহেবের সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী গ্রন্থ ও জ্ঞানগত কৃতিত্ব 
'জ্জাতুল্লাহিল বালিগা' 1 যার মধ্যে ইসলামী শরীয়তের এমন এক মজবুত, 
সামরিক ও প্রামাণ্য চিত্র পেশ .করা হয়েছে, যেখানে আকীদা-বিশ্বাস, 
সভ্যতা-সংক্কৃতি, রাজনীতি ও ইহসান (অনুঘহ-দান) কে এমন এক যোগসূত্র 
ও সঠিক সামঞ্স্যের সঙ্গে পেশ করা হয়েছে, মনে হয় যেন তা একই মালার 
মুক্তা ও একই শিকলের অসংখ্য কড়া । তাতে আসল ও শাখা-প্রশাখা, লক্ষ্য- 
উদ্দেশ্য ও উপায়-উপকরণ এবং সার্বক্ষণিক ও সাময়িকের পার্থক্য দৃষ্টির 
আড়াল হতে পারে না। এ তো সেসব-রচনারলি ও গবেষণাকর্মের পুরোনো 
দুর্বলতা, যা কোনও বাড়াবাড়ি ও অন্যায়, বে-ইনসাফী প্রত্যাখ্যান কিংবা 
কোনও আবেগ-আগ্বহ নিয়ে রচিত হয়েছে। এই যোগসুত্রতা ও সামঞ্জস্যের 
কারণ (শাহ্‌ সাহেবের জন্মগত মানসিক ও চিন্তাগত সুস্থতা ও মিতাচার 
ব্যতিত) তার হাদীস শাস্ত্রের গভীর ও ব্যাপক অধ্যয়ন এবং সেই বিশেষ 
মানসিকতা ও আকর্ষণ, যা হাদীস ও সীরাতের নিমগ্নতা কিংবা নববী মেজায 
ও আদর্শের সঙ্গে সামঞ্জস্যশীল কোনও 'আলেমে রব্বানী" (বুযুর্গ আলেম)- 
এর সংস্পর্শ ও তরবিয়ত-তন্ত্বাবধানে সৃষ্টি হয়। ইসলামের এই মজবুত ও 
পূর্ণাঙ্গ ব্যাখ্যা, যা হুজ্জাতুল্লাহিল বালিগার পৃষ্ঠায় পৃষ্ঠায় পরিলক্ষিত হয়, তা 
খুব কম ধর্মীয় বই-পুস্তক ও রচনাবলিতেই দৃষ্টিগোচর হবে। এভাবে 
হুজ্জাতুল্লাহিল বালিগা সেই যুক্তিবিদ্যা ও দর্শন শাস্ত্রের যুগে এক নতুন ইলমে 
কালাম হয়ে গেছে, যার মধ্যে রয়েছে হকপন্থী ও সুস্থ মনের মানুষের জন্য 
(যার শিক্ষাগত যোগ্যতা ও অন্তদৃষ্টিও কিছুটা আছে) প্রশান্তি ও স্বস্তির পর্যাপ্ত 
খোরাক। আমার জানামতে কোনও মাযহাবের সমর্থনে এবং তার প্রজ্ঞাপূর্ণ 
ব্যাখ্যা-বিশ্লেষণে (আমাদের পরিজ্ঞাত ভাষায়) এই মানের গ্রন্থ রচনা করা 
হয়নি। আর রচিত হয়ে থাকলেও বর্তমান সময়ে তা শিক্ষাজগতের সামনে 
নেই। 


Wwww.iscalibrary.com 


হযরত শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্দিসে দেহলভী (র)-এর জীবন ও কর্ম ১৫১ 


বারো হিজরী শতকের সামান্য পরেই ভারতবর্ষ এবং গোটা মুসলিম বিশ্বে 
বিভিন্ন শিক্ষা-সাংস্কৃতিক ও জ্ঞান-গবেষণামুলক নানা কারণে এক বিশেষ 
ধরনের “দর্শন ও যুক্তিবিদ্যা” -এর যে যুগ শুরু হতে যাচ্ছিল এবং শরীয়তের 
আহকামের তত্ত্বাবলি ও উপকারিতা অনুসন্ধানের যে গণজোয়ার সৃষ্টি হচ্ছিল, 
সে কারণে অনেক মেধা-মনন বিভ্রান্ত হওয়া এবং বহু কলম বিপথে চালিত 
হওয়ার জন্য প্রস্তুত ছিল। বিশেষতঃ হাদীস ও সুন্নাহ (বিশেষ কারণে) নানা 
আপত্তি-অভিযোগ ও সংশয়-সন্দেহের সবচেয়ে বেশি লক্ষ্যস্থলে পরিণত 
হচ্ছিল। এসব নতুন চাহিদার কারণে সঠিকভাবে সে ব্যক্তিই কর্তব্য পালন 
করতে পারত, যিনি কুরআন-সুন্নাহ, দর্শন ও হিকমত শাস্ত্র, কালাম শান্তর, 
চারিত্রিক জ্ঞান, জীববিদ্যা, (সমকালীন গণ্ডিতে) ব্যবস্থাপনা, অর্থনীতি ও 
রাষ্ট্রনীতি সম্পর্কে জ্ঞাত। সেই সাথে ইহসান ও আত্মশুদ্ধির রত্ন ও বাস্তবতা 
সম্পর্কে শুধু জ্ঞাতই নয় বরং এক্ষেত্রে ইজতিহাদের মর্যাদায় অধিষ্ঠিত হবেন। 
চাহিদা ছিল, সে যুগ শুরু হওয়ার পূর্বে হিজরী বারো শতকের ইমামের কলমে 
এমন গ্রন্থ রচিত হয়ে যাবে, যা এই প্রয়োজনীয়তা এমন পর্যাপ্তভাবে পূর্ণ 
করবে, যা এরূপ কোনও মানুষের কলম দ্বারাই সম্ভব, যিনি একজন মানুষ 
মাত্র। না তিনি নিষ্পাপ; না তার জ্ঞান প্রত্যেক যুগ, স্থান ও শান্ত্রসমূহের 
উপর পরিব্যাপ্ত। তার উপর সমকালের (ন্যুনতম পর্যায়ে) স্পর্শ এবং সেই 
শিক্ষাব্যবস্থা ও তরবিয়তের প্রভাবও আছে, যেখানে তিনি বেড়ে উঠেছেন। 
অধিকন্তু তাকে মূলতঃ কুরআনিক শিক্ষাকেন্দ্র, হাদীস ও সুন্নাহর বিদ্যাপীঠের 
বরকত ও সংশবপ্রাপ্ত এবং মুখপাত্র বলেই পরিলক্ষিত হয় ! 

শাহ সাহেব উক্ত গ্রন্থ রচনার উৎসাহ-প্রেরণার কারণ সম্পর্কে লিখেন, 
"উলৃমে হাদীসের মধ্যে সবচেয়ে জটিল, সুন্ম ও গভীর, উঁচু ও নতুন শাস্ত্র 
হল, দীনের তত্ব-রহস্যের সেই জ্ঞান, যাতে আহকাম ও বিধি-নিষেধের 
হিকমত, তার শ্রেষ্ঠত্ব ও বিশেষ বিশেষ আমলগুলোর সুক্স্সতা ও তত্ত্ব বর্ণনা 
করা হবে। যার মাধ্যমে মানুষ শরীয়তের আনীত বিষয়গুলোর ব্যাপারে অন্ত 
দৃষ্টি সম্পন্ন হয়ে যায় এবং ভুল-ত্রান্তি থেকে নিরাপদ থাকে । 


বিষয়বস্তুর কমনীয়তা 

ধর্মীয় গভীরতা ও শরয়ী আহকামের রহস্য, উপকারিতাসমূহ, কারণ ও 
ইন্্রতগুলো বর্ণনা করার বিষয়টি অত্যন্ত সূক্ষ্ম । সামান্য অসতর্কতা- 
পক্ষপাতিত্ব, বিশেষ কোনও দৃষ্টিভঙ্গির প্রাধান্য কিংবা যুগের প্রভাবে 
পাঠকবর্গের মেধা-মনন আসমানী শরীয়ত ও নববী শিক্ষার সেই ফলক- 
যেখানে মূল লক্ষ্য বলা হয়েছে আল্লাহর সন্তুষ্টি, নৈকট্য ও পারলৌকিক যুক্তি, 


Wwww.iscalibrary.com 


১৫২ . সংগ্রামী দাধকদের ইতিহাস 


সেখান থেকে নেমে এসে বস্তুবাদী জীবনোপকরণগুলোর সুব্যবস্থা ও 
সাংস্কৃতিক কল্যাণ কিংবা রাজনৈতিক স্বার্থ হাসিলের ফাঁদে পড়ে যায়। আর 
চেষ্টা-সংামের পূর্ণ ক্রমধারা থেকে ঈমান ও হিসাব প্রস্তুতির প্রাণ হয়ত 
সম্পূর্ণরূপে বেরিয়ে যায় অথবা অত্যন্ত দুর্বল ও আহত হয়ে যায়। 
উদাহরণস্বরূপ নামাযের রহস্য ও উপকারিতা প্রসঙ্গে বলা যায়, তা এক 
ধরনের সামরিক প্যারেড ! এর দ্বারা শৃঙ্খলা, আমীরের আনুগত্য ও ইসলামী 
শাসন প্রতিষ্ঠায় সাহায্য পাওয়া যায়। রোযা সুস্থতার জন্য ফলপ্রসূ পদ্ধতি। 
যাকাত ধনাঢ্যদের উপর গরীব-অসহায়দের প্রাপ্য ট্যাক্স । হজ্জ একটি 
আন্তর্জাতিক ইসলামী কনফারেন্স । যেখানে জাতীয় স্বার্থে বিভিন্ন বিষয় নিয়ে 
চিন্তা-ভাবনা ও পরামর্শ করা হয় । 

সেসব সমস্যা-সংকটে অবস্থার প্রেক্ষিতে (যেগুলো সম্ভাবনা ও আশঙ্কা 
থেকে অগ্রসর হয়ে ঘটনাবলি ও বাস্তব দৃষ্টান্তের স্থান দখল করে নিয়েছে) এ 
বিষয়ে সঠিকভাবে সে আলেমই দায়িত্ব পালন করতে পারেন, যার হাতে 
থাকবে দীন ও শরীয়তের আসল সংবিধান, যিনি আল্লাহর শরীয়ত অবতরণ 
এবং নবী-রাসূল (স) প্রেরণের উদ্দেশ্য সম্পর্কে হবেন সম্যক অবগত । যার 
শিরা-উপশিরায় বিস্তৃত থাকবে ঈমান ও হিসাব প্রস্তুতির প্রাণ । যার চিন্তাধারা 
ও জ্ঞানগত উন্নতি হবে কুরআন-সুন্নাহ, ঈমান ও হিসাব প্রস্তুতির পরিবেশে 
এবং তার ছায়াতলে । আর শাহ সাহেব (র) ছিলেন (যেমনটি তার জীবনকর্ম 
থেকে জানা যায়) এই স্পর্শকাতর জটিল বিষয়ে কলম ধরার জন্য উচ্চ 
মাপের ব্যক্তিত্ব । 
পৃথক সংকলনের প্রয়োজনীয়তা এবং প্রবীণ আলেমদের প্রাথমিক চেষ্টা 

শাহ সাহেব (র) এ ব্যষিয়ে প্রবীণদের সংক্ষিপ্ত চেষ্টা-সাধনার বর্ণনা দিয়ে 
লিখেন- 'পূর্বসূরীগণ সেসব উপকারিতার পর্দা উন্মোচন করেছেন, শরয়ী 
অধ্যায়গুলোতে যার প্রতি লক্ষ্য রাখা হয়েছে। পরবর্তী গবেষকগণ কতিপয় 
অতি মূল্যবান তত্বুও বর্ণনা করেছেন! কিন্তু তার পরিমাণ এতটুকু যে, আজ 
এ বিষয়ের সমালোচনা এঁক্য বিনষ্টকারী হয়নি। কেউ এ বিষয়ে স্বতন্ত্র গ্রন্থ 
রচনা করেনি। এর মূলনীতি ও শাখামূলক বিষয়গুলো কেউ পুরোপুরি বিন্যাস 
করেননি ।” 

এ প্রসঙ্গে শাহ সাহেব রে) ইমাম গাযালী (র), আল্লামা খাত্তাবী ও 
শায়খুল ইসলাম ইযযুদ্দীন ইবনে আবদুস সালাম (র)-এর উদ্ধৃতি দিয়েছেন। 
যাদের গ্রস্থাবলি ও রচনাবলিতে অল্প অল্প এমন সব বিষয়বস্ত ও ইংগিত 
পাওয়া যায়, শাহ সাহেব রে) “শরয়ী আহকাম উপকারিতা নির্ভর নয় এবং 

Wwww.iscalibrary.com 


..... হযরত শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্দিলে দেহলভী (র)-এর জীবন ও কর্ম ১৫৩ 


আসল ও প্রতিদানের মধ্যে সামঞ্জস্য থাকা তেমন একটা জরুরী নয়।” এই 
দাবী প্রত্যাখ্যান প্রসঙ্গে সেসব আয়াতে কারীমা ও হাদীসসমূহ দ্বারা প্রমাণ 
পেশ করেছেন, যেগুলোর মধ্যে বিভিন্ন আমল এবং তার পরিণতির মাঝে 

র বর্ণনা দেওয়া হয়েছে । কোনও কোনও বিধি-বিধানের ইল্পত এবং 
উপকারিতাও রর্ণনা করা হয়েছে। আবার সেসব হাদীসও উল্লেখ করেছেন, 
যেগুলো কোনও ইবাদত-বন্দেগী অথবা কোনও আমল শরীয়ত-নির্দেশিত 
হওয়ার কারণ এবং নিরূপণের রহস্য বর্ণনা করা হয়েছে। আবার কোনও 
কোনও নিষেধাজ্ঞার সেসব কারণ ও রহস্যের বিভিন্ন উদাহরণও দিয়েছেন, যা 
হযরত উমর (রা) এবং অন্যান্য সাহাবায়ে কিরাম থেকে বর্ণিত আছে। আর 
প্রত্যাখ্যান করেছেন সেসব চিন্তাধারা ও দৃষ্টিভঙ্গি এবং সেসবের জবাবও 
দিয়েছেন, যারা এই জটিল বিষয়ের সংকলনকে অসম্ভব কিংবা নিরর্থক বা 
অভিনব কাজ বলতেন । তাছাড়া এ বিষয়ে সে সময় পূর্ণ মনোযোগিতা না 
থাকার কী কারণ ছিল, তারও ব্যাখ্যা দিয়েছেন। 

এ শাস্ত্র সংকলনের প্রয়োজনীয়তা ও রহস্য বর্ণনা করতঃ শাহ সাহেব 
লিখেন, এমন কিছু হাদীস বাহ্যতঃ যেগুলোকে পুরোপুরি কিয়াসবিরোধী মনে 
হত, কোনও কোনও ফকীহ সেগুলোকে অযৌক্তিক বলে প্রত্যাখ্যান করাকে 
বৈধ জ্ঞান করতেন। এ কারণেও হাদীসসমূহের যৌক্তিকতা প্রমাণ করা 
জরুরী হয়ে দীড়ায়। উম্মতের বিভিন্ন শ্রেণীর বিরোধপূর্ণ কর্মপদ্ধতি, কারও 
কারও যুক্তি ও বিবেক থেকে একেবারে চোখ বন্ধ করে নেওয়া, কারও কারও 
অলীক ব্যাখ্যা দান এবং এহেন অবস্থায় ' ১১42) ০১০ 4.০’ (বাহ্যিকতা 
বিমুখ হওয়া)-এর উপর নির্দ্বিধায় আমল করা, যেখানে হাদীসসমূহ যৌক্তিক 
নীতিমালার পরিপন্থী দেখা যায় এবং এ ব্যাপারে অসংখ্য দলের সীমালজ্ঘন 
শাহ সাহেবের নিকট এ শাস্ত্রের নতুন সংকলনকে না কেবল বৈধ ও উপকারী 
সাব্যস্ত করে বরং একে দীনের বিরাট বড় খেদমত এবং সময়ের অতি 
গুরুতুপূর্ণ প্রয়োজন বলেই প্রমাণ করে । 

প্রয়োজনীয়তার এই অনুভূতি, বাস্তব অভিজ্ঞতা ও সময়ের চাহিদাগুলো 
ছাড়া শাহ সাহেব এই মহান কাজের পূর্ণতা দানের জন্য কিছু গাইবী (অদৃশ্য) 
সুসংবাদ এবং নবুওয়াতের দরবার থেকে এমন একটি ইংগিতও পেয়েছেন_ 
RE EA USS Ob A UNE 

সাহেব রে) বলেন, ‘আমি অন্তরে এমন একটি আলোকবর্তিকা পেলাম, যা 
বরাবরই বৃদ্ধি পেতে থাকে । মক্কা শরীফে অবস্থানকালে আমি একবার ইমাম 
হাসান ও ইমাম হুসাইন (রা) কে স্বপ্নে দেখলাম । তারা আমাকে কলম দান 
করলেন আর বললেন, এটা আমাদের নানা রাসুলুল্লাহ (স)-এর কলম ।' 
Wwww.iscalibrary.com 


শাহ সাহেবের শিষ্য ও সঙ্গীদের মধ্যে সবচেয়ে বেশি স্নেহের ছাত্র তার 
মামাতো ভাই, শ্যালক, ঘর-বাইরের বন্ধু শায়খ মুহাম্মদ আশেক ফুলতী (র)- 
এর সবচেয়ে বেশি আকাঙ্ষা ও পীড়াপীড়ি ছিল এ কাজের পূর্ণতা দানের 
পেছনে । যিনি শাহ সাহেবের মন-মানস সম্পর্কে সবচেয়ে অভিজ্ঞ, তার 
জ্ঞান-প্রজ্ঞা ও যোগ্যতা সম্পর্কে সর্বাধিক ওয়াকিফহাল ছিলেন। মোটকথা, 
আল্লাহ তা'আলা শাহ সাহেবকে এই গুরুত্বপূর্ণ কাজ সুসম্পন্ন করার তাওফীক 
দান করেন আর তার কলম ছারা এই অমূল্য গ্রন্থ রচিত হয়ে জ্ঞানী মহলের 
হাতে পৌঁছে যায়। 


ভূমিকা, মৌলিক বিষয়সমূহ, আদেশ দান, পুরস্কার ও শাস্তি 

কিতাবের প্রথমভাগে শাহ সাহেব ভূমিকাস্বরূপ সেসব আলোচনা 
সন্নিবেশিত করেছেন, যার বারা সৃষ্টিকর্তার হেদায়াত, আসমানী শিক্ষা, নবী- 
রাসূল প্রেরণ ও তাদের শিক্ষা-দীক্ষার প্রয়োজনীয়তা প্রতীয়মান হয়। তাতে 
অত্যন্ত মৌলিক ও ভিত্তিমূলক আলোচনাটি তিনি 41 ১ ০4 শিরোনামের 
অধীনে বর্ণনা করেছেন। যেখানে তিনি প্রমাণ করেছেন, “তাকলীফ বা আদেশ 
দান’ মানবজাতির জন্মগত চাহিদাগুলোর একটি । মানুষ তার যোগ্যতার ভাষায় 
আবেদন করে- আল্লাহ তাঁআলা যেন তার উপর এমন জিনিস ওয়াজিব 
করেন, যা ফিরিশতাসুলভ শক্তিতুল্য। এরপর তার বিনিময়ে যেন সওয়াব 
দেন। আর তার উপর (তার মধ্যে সুপ্ত) পশুবৃত্তি বা পাশবিকতায় নিমজ্জিত 
হওয়াকে হারাম করেন এবং তাকে শাস্তি দেন। এ ব্যাপারে শাহ সাহেবের 
প্রাণী জগৎ, উদ্ভিদ এবং মানব জাতির উপর ব্যাপক ও গভীর জ্ঞান-গবেষণার 
বহিঃপ্রকাশ ঘটে । সাথে সাথে মনস্তত্ব, চিকিৎসা ও বনাজী সম্পর্কে অবগতিও 
প্রকাশ পায়। শাহ সাহেব যৌক্তিকভাবে প্রমাণ করেছেন, মানুষের প্রাণীজগৎ ও 
উত্ভিঘজগতের সাথে যে বিশেষ পার্থক্য রয়েছে এবং তার ভেতর যেসব 
যোগ্যতা ও জন্মগত প্রত্যাশা-চাহিদা সুপ্ত রাখা হয়েছে, তা বস্তুতঃ শরয়ী 
তাকলীফ (আল্লাহর পক্ষ থেকে বান্দাকে সম্বোধন করে কোনও বিধি-নিষেধ 
পালনের আদেশ দান) এবং মহান সষ্টা আল্লাহ তা'আলার হেদায়াত প্রত্যাশা 
করে। শাহ সাহেব একে. “1-৯॥ ৯” (প্রকৃতির ভাষায় ভিক্ষে চাওয়া ও 
হাত পাতা) -এর মত উচ্চাঙ্গের শব্দে ব্যক্ত করেছেন। সেসঙ্গে “ 8৫ 
০" (জ্ঞানের ভিক্ষাবৃত্তি) শব্দ বৃদ্ধি করেন। 

তীর মতে মানুষের মধ্যে (বিবেক-বুদ্ধি ও বাকশক্তি ছাড়াও) আরও দুটি 
বিষয় রয়েছে। 2391 298] 5353) ও 22১০ 5520 4918 এতে মানুষের মধ্যে 
কেবল বিবেকরুদ্ধি ও কর্মশক্তির অস্তিতৃই নয় বরং সেসবের উন্নতি, সাহসিকতা, 


Wwww.iscalibrary.com 


হযরত শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্দিসে দেহলভী (র)-এর জীবন ও কর্ম ১৫৫ 


পূর্ণতা কামনা, অতৃপ্তিও তার জন্মগত স্বভাব। শাহ সাহেবের মতে 
ফিরিশতাগণের সৃষ্টি, বড় বড় ঘটনাবলি ও নবী-রাসূল প্রেরণ এরই ফলাফল । 
প্রকারান্তরে এ অনুগ্রহ ও ব্যবস্থাপনার বিস্ময়-কমনীয়তা, যা গোটা মানবজাতির 
মাঝে ব্যাপৃত। এসব খোদায়িত্ব ও আল্লাহর রহমতের ঝলক। তার মতে 
ইবাদত-বন্দেগী ও শরীয়ত পরিপালন মানব জাতির এমন এক জাতিগত 
চাহিদা, যেমন- হিংস্ প্রাণীর গোশত ভক্ষণ, চতুষ্পদ জন্তুর ঘাসে বিচরণ, 
মৌমাছির স্বীয় নেতা (রাণী) -এর প্রতি আনুগত্য-প্রদর্শন। তবে প্রাণীজগতের 
জ্ঞান প্রাকৃতিক প্রত্যাদেশের সাথে সম্পৃক্ত, আর মানবীয় জ্ঞান, কাজকর্ম ও 
জীবিকার্জন দেখা বা অহী কিংবা অনুসরণ-অনুকরণের সাথে সম্পৃক্ত । 

এরপর শাহ সাহেব মাজাযাত (প্রতিদান ও শান্তি) কে শরয়ী তাকলীফের 
কুদরতী চাহিদা বলেন। তার নিকট এর কারণ চারটি । ১. শ্রেণীগত চাহিদা । 
২. উর্বজগতের প্রভাব। ৩. শরীয়তের চাহিদা । ৪. নবী প্রেরণের ফল ও 
চাহিদা । আল্লাহ তা'আলার কাছে তার গ্রহণযোগ্যতা ও সাহায্যের ফায়সালার 
আবশ্যকীরতা। তারপর মানুষের মধ্যে নিজের স্বভাব-প্রকৃতিতে পার্থক্যের 
কারণে চরিত্র, কাজকর্ম ও যোগ্যতার স্তরেও পার্থক্য হয়ে থাকে । এ প্রসঙ্গে 
শাহ সাহেব মালাকিয়্যাত ও রাহীমিয়্যাত (ফিরিশতাসুলভ ও পশুসুলত 
অবস্থা-গ৭)-এর সহাবস্থান, এগুলোর প্রবলতা ও দুর্বলতার সাদৃশ্য আর 
এগুলোর পারস্পরিক সম্পর্কের প্রকারভেদের (যেগুলোকে তিনি ‘আকর্ষণ’ ও 
‘পরিভাষা’ শব্দে ব্যক্ত করেন) আটটি রূপ এবং সেগুলোর বৈশিষ্ট্যাবলি বর্ণনা 
করেছেন। তন্মধ্যে যেগুলো প্রাধান্যপ্রাপ্ত, সেগুলো উল্লেখ করেছেন। এই 
আলোচনা ও বিশ্লেষণ শাহ সাহেবের ধীশক্তি ও বুদ্ধিমত্তার নিদর্শন এবং 
কিতাবেরই একটি বৈশিষ্ট্য । এতে মানুষের অবস্থা ও স্বভাব-প্রকৃতি সম্পর্কে 
তার গভীর জ্ঞান-গবেষণা জানা যায়। 


আমলের গুরুত্ব ও তার প্রভাব 

শাহ সাহেব আমলের গুরুত্ব, মানবীয় বৈশিষ্ট্য-গুণের উপর তার প্রভাব 
এবং দুনিয়া-আখেরাতে তার প্রতিক্রিয়ার রূপরেখা বর্ণনা করেন। তিনি 
বলেন, একটি সময় এমন আসে, যখন আমলসমূহে ডেধ্বজগতের পছন্দ- 
অপছন্দের কারণে) এমন প্রতিক্রিয়া সৃষ্টি হয়, যা হয়ে থাকে সেসব তাবীয ও 
নকশায়, যেগুলো সবিশেষ গঠন-বৈশিষ্ট্যসহ প্রবীণদের থেকে বর্ণিত। 

এভাবে বইটির এ প্রারম্ভিক আলোচনা অধ্যয়নকারীদের মেধা-মননকে 
সামনের সেসব আলোচনার জন্য প্রস্তুত করে দেয়, যার ভিত্তিই হল, মানুষের 
শ্রেণীগত চাহিদাসমূহ উপলব্ধি করা, শরয়ী তাকলীফের কারণগুলো ও তার 


Wwww.iscalibrary.com 


১৫৬ _সংঘামী সাধকদের ইতিহাস . 


উপর আরোপিত সাজা ও পুরস্কার, খোদায়িত ও রহমতের _দাবীসমূহ, 
আমলসমূহের রূপরেখা এবং সেগুলোর মানুষের সামাজিক পদ্ধতি, 
মানবজীবনের সঙ্গে সম্পৃক্ততা এবং সেসব অদৃশ্য আলামত ও জিনিসগুলোর 
অস্তিত্ব স্বীকার করে নেওয়ার উপর সীমাবদ্ধ ৷ 


ইরতিফাকাত বা আশ্রয় গ্রহণ 

হজ্জাতুল্লাহিল বালিগা পাঠ করলে মনে হয়, শাহ সাহেবের দৃরদৃষ্টি ও 
পরিবর্তনশীল অবস্থা-পরিস্থিতিগুলোর গভীর ও বাস্তবদর্শী পর্যবেক্ষণ 
(আল্লাহর সমর্থনের সাহায্যে) বুঝে নিয়েছিল যে, শীঘই এমন যুগ আসবে, 
যাতে একদিকে মানুষ শরীয়তের আহকামে বিশেষতঃ হাদীস ও সুন্নাহর 
শিক্ষা আর নবীজীর পবিত্র বাণীসমূহের রহস্যভেদগুলো বুঝার জন্য সচেষ্ট 
হবে। এসবের সভ্যতা-সাংস্কৃতিক, সম্মিলিত, সামাজিক ও বাস্তবিক 
উপকারিতাগুলো জানতে চাইবে । অপরদিকে সে দীন-ধর্ম ও জীবনের 
মধ্যকার সম্পর্ক উপলব্ধি করবে । ধর্মীয় শিক্ষাদীক্ষা ও আসমানী হেদায়াতকে 
জীবনের বিস্তৃত পরিমগ্ডল এবং মানুষের পারস্পরিক সম্পর্ক, উপকরণ ও 
ফলাফলের মধ্যকার সম্পর্কের নিরিখে বুঝা এবং এসবের উপকারিতা 
উপলব্ধির চেষ্টা করবে। 

এজন্য শাহ সাহেব যে “হুজ্জাতুল্লাহিল বালিগা' কে মূলতঃ শরীয়তের 
রহস্যভেদ এবং হাদীস ও সুন্নাহর যৌক্তিক ব্যাখ্যাস্বরূপ লেখা হয়েছে, সে 
গরন্থখানা ‘শরীয়া ব্যবস্থা" থেকে শুরু করার কারণে- যার শুরুভাগে সেসব 
আদেশ-নিষেধ বর্ণিত হয়েছে, যার মৌলিক সম্পর্ক প্রতিদান ও শাস্তি, 
পারলৌকিক মুক্তি আর শাহ সাহেবের পরিভাষায় ৯১1১ ১ 4১০৯৭ (পোপ- 
পুণ্য অধ্যায়) এর সাথে, প্রথমে সেসব আলোচনা ছারা শুরু করেছেন, যার 
সম্পর্ক বিশ্ব চরাচরের সৃষ্টিগত ব্যবস্থা ও মানব জীবনের সাথে! যার অনুসরণে 
একটি সুস্থ সামাজিক রূপরেখা ও একটি সুস্থ সভ্যতা অস্তিত্ব লাভ করে। শাহ 
সাহেব এক্ষেত্রে ইরতিফাকাত' পরিভাষা ব্যবহার করেছেন। যা আমাদের 
জানামতে ইতোপূর্বে মুসলমান দার্শনিক-মুতাকাল্লিম, প্রজ্ঞাবান চিন্তাবিদ ও 
আলেম শ্রেণী (অন্তত এতটুকু সুস্পষ্ট ও ধারাবাহিকভাবে) ব্যবহার করেননি । 
ইরতিফাকাতের গুরুত্ব 

ইরতিফাকাত বলে শাহ সাহেবের উদ্দেশ্য, মানুষের পারস্পরিক বৈধ 
হিতাকাঙ্ঞা, সাহাব্য-সহযোগিতা, সামাজিক সম্মিলিত. কর্মকাণ্ড, ন্যায়ানুগ ও 
ভারসাম্যপূর্ণ নাগরিক জীবন প্রতিষ্ঠার জন্য ‘হিতকর ব্যবস্থাপনা’ । 


Wwww.iscalibrary.com 


হযরত শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্দিসে দেহলভী (র)-এর জীবন ও কর্ম ১৫৭ 


এভাবে শাহ সাহেব মানবীয় উৎকর্ষতার ব্যক্তিগত ও সামাজিক উভয় 
দিক এবং ইহ ও পারলৌকিক উভয় জীবন সম্পর্কে আলোচনা করেছেন। 
শাহ সাহেবের মতে এই নেযামে ভাকবীনী তথা সৃজনশীল ব্যবস্থাপনা কেবল 
নবীগণের আনীত শরয়ী ব্যবস্থাপনার অনুকূল হওয়াই যথেষ্ট নয় বরং তার 
জন্য সাহায্য-সহযোগিতাকারী ও তার লক্ষ্য-উদ্দেশ্যের খাদেম হয়ে থাকা 
উচিৎ। তিনি চরিত্র-সভ্যতার আলেম ও অভিজ্ঞ অর্থনীতিবিদদের মাঝে 
প্রথমবার চারিত্রিক জ্ঞানের সাথে অর্থনীতি ও জীবিকা নির্বাহ জ্ঞানের গভীর 
সম্পর্ক স্থাপন করেছেন। শাহ সাহেবের মতে যখন এই সম্পর্ক ছিন্ন হয়ে 
যায়, তখন অর্থনীতি ও চরিব্র-নৈতিকতা দুটিই চরম মুমূর্ষু অবস্থায় পতিত 
হয়। যার প্রভাব ধর্ম, চরিত্র, স্থিতিশীল শান্তিপূর্ণ জীবন, মানুষের পারস্পরিক 
সম্পর্ক এবং সভ্যতা-সংস্কৃতির উপর পতিত হয়। তার মতে. মানুষের 
সামাজিক অবকাঠামো তখনই একেবারে ধ্বংস হয়ে যায়, যখন কোনও 
কঠোরতা আরোপের মাধ্যমে তাদেরকে অর্থনৈতিক সংকটে বাধ্য করা হয়। 
সে সময় এই মানুষ (যাদের ভেতর আল্লাহ তা'আলা উচ্চস্তরের আত্মিক 
যোগ্যতা, আধ্যাত্মিক শক্তি ও উন্নতির অপার সম্ভাবনা সুপ্ত রেখেছেন, তারা) 
এক টুকরো রুটির জন্য গাধা ও বলদের মত বাধ্যগত হয়ে থাকে এবং সব 
ধরনের উন্নতি-সমৃদ্ধি ও সৌভাগ্য থেকে হয়ে যায় বঞ্চিত। 


নাগরিক ও সামাজিক জীবনের গুরুত্ব ও তার রূপরেখা 

শাহ সাহেব নাগরিক ও সামাজিক জীবনের পরিচয় (যার কেন্দ্রস্থলকে 
2-4 রাজধানী শবে ব্যক্ত করে) এমন জ্ঞানগর্ভ ভাষায় পেশ করেন, যার 
চেয়ে উৎকৃষ্ট ও স্বয়ংসম্পূর্ণ সংজ্ঞা আজ পর্যন্ত (লেখক-দার্শনিকদের মাঝে) 
করা হয়নি। তিনি 45১ 23-.4১৯, ০3 (শহরের রাজনীতি অনুচ্ছেদ) 
শিরোনামে. লিখেছেন- “শহর বলে আমার উদ্দেশ্য মানুষের সে দল, যাতে 
কোনও শ্রেণীর ঘনিষ্ঠতা থাকবে এবং তাদের মধ্যে লেনদেন ও আচার- 
অনুষ্ঠানে থাকবে অংশীদারিত্ব । অবশ্য তারা বসবাস করবে বিভিন্ন স্থানে । 

তিনি নগর ব্যবস্থা-এর সংজ্ঞায় বলেন, “নগর ব্যবস্থা" দ্বারা আমার 
উদ্দেশ্য হল এমন কৌশল, যা এই নাগরিক জীবনের মানুষের মধ্যকার 
পারস্পরিক সম্পর্ক সংরক্ষণের পদ্ধতি সম্পর্কে আলোচনা করে । 

অনন্তর তিনি এই সভ্যজীবন বা শহরের সংজ্ঞায় আরেকটু অগ্রসর হয়ে 
বলেন, ‘শহরকে তার অধিবাসী বা নাগরিকদের মাঝে বিদ্যমান পারস্পরিক 
সম্পর্কের কারণে একক ব্যক্তি মনে করা উচিৎ, যা বিভিন্ন অঞ্চল ও 
সামাজিক রূপরেখায় গঠিত হয়েছে।” 


Wwww.iscalibrary.com 


তার মতে “ইরতিফাক” (মৌলিক অধিকার) দুই প্রকার ৷ ১. প্রাথমিক ও 
প্রয়োজনীয় । যা গ্রাম্যলোকদেরও আছে। ২. সামাজিক বা উন্নত, যা 
শহরবাসীর (শহুরে ও সভ্য লোকজনের) রয়েছে। এছাড়া তৃতীয় আরেকটি 
প্রকারও আছে। সেটি হচ্ছে, রাজনীতি ও ব্যবস্থাপনা। অধিকত্ত এর ফলে 
চতুর্থ আরেক প্রকার বেরিয়েছে- গণপ্রতিনিধিত্ব। শাহ সাহেব চতুর্থ 
ইরতিফাকে দেশবাসী (বিভিন্ন রাষ্ট্র ও দূরাঞ্চলগুলো) -এর পারস্পরিক সম্পর্ক 
রক্ষার উপর জোর দেন। এই সম্পর্ক (বিভিন্ন অঞ্চলের মাঝে) এতই জরুরী, 
যেমন ছিল একই শহরের নাগরিকদের মাঝে প্রাথমিক ও নির্দিষ্ট অবস্থায় ।” 


কর্মক্ষেত্র ও জীবিকা নির্বাহের প্রশংসিত ও ঘৃণিত রূপরেখা 

ইরতিফাকাত প্রসঙ্গে জীবিকা নির্বাহের উপায় বর্ণনা করতে গিয়ে শাহ 
সাহেব অস্বাভাবিক ও অনৈতিক জীবনোপকরণ বা জীবিকা নির্বাহের পথগুলো 
উল্লেখ করতে ভুলেননি। তিনি বলেন, “অনেকের মন-মানসিকতা এমন হয়ে 
থাকে, যাদের বৈধ পন্থায় জীবিকা নির্বাহ কঠিন. মনে হয়। তখন তারা 
জীবিকা নির্বাহের এমন সব পথে অগ্রসর হয়, যা নাগরিক ও সামাজিক 
জীবনের জন্য ক্ষতিকর হয়ে দীড়ায়। যেমন- চুরি, জুয়া, লুটতরাজ, 
ভিক্ষাবৃত্তি এবং বেআইনী ও অনৈতিক কাজ-কারবার ।' 

এই “ইরতিফাকাত' সম্পর্কিত আলোচনায় শাহ সাহেবের কলম থেকে 
এমন কিছু তত্ত্বকণিকা বেরিয়ে এসেছে, যার দ্বারা সভ্যতা, সমাজ ও 
মানবতার উত্থান-পতনের ইতিহাস সম্পর্কে তার গভীর-জ্ঞান-প্রজ্ঞাই প্রমাণ 
করে। তিনি বলেন, “যখন মন-মানসে অস্বাভাবিক স্পর্শকাতরতা, 
ও শঙ্কামুক্ত নিরাপত্তা এসে যায়, তখন জীবিকা নির্বাহের স্পর্শকাতর-মসূণ ও 
জঘন্য নীচু পথ সৃষ্টি হয় আর প্রত্যেক ব্যক্তি একটি বিশেষ জীবনোপকরণ বা 
উৎপাদন প্রক্রিয়ার ঠিকাদার হয়ে যায় ।” 

শাহ সাহেব নাগরিক জীবনের জন্য ক্ষতিকর বিষয়গুলোর মধ্যে আরও 
উল্লেখ করেছেন, সকল নাগরিকের একই আয়ের পথ বেছে নেয়া। যেমন, 
সকলেই ব্যবসা শুরু করল, কৃষিকাজ ছেড়ে দিল অথবা যুদ্ধের মাধ্যমে 
জীবিকা নির্বাহের পথ অবলম্বন করল। তার মতে কৃষি খাদ্যের পর্যায়ে আর 
কারিগরি, শিল্প, ব্যবসা ও আইন-শৃঙ্খলা লবণের পর্যায়ে । এ প্রসঙ্গেই শাহ 
সাহেব বিরাট এক তাত্বিক কথা লিখেছেন । বলেছেন, “এ যুগে দেশ ধ্বংসের 
বড় দুটি কারণ রয়েছে। 

১. বিনা পরিশ্রমে সরকারী তহবিলের উপর বোঝা হওয়া ৷ 


Wwww.iscalibrary.com 


হযরত শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্দিসে দেহলভী (র)-এর জীবন ও কর্ম ১৫৯ 


২. কৃষক, ব্যবসায়ী, পেশাজীবী ও বিভিন্ন কর্মজীবীদের উপর ভারী ভারী 
ট্যাক্স চাপিয়ে দেওয়া। শেষাংশে বলেন- আমাদের যুগের লোকদের এই 
তাত্ত্বিক বাস্তবতা বুঝে নেওয়া এবং সচেতন হয়ে যাওয়া উচিত ৷' 

সভ্যতা ও সামাজিক বিপর্যয় ও অবক্ষয় সৃষ্টিকারী কারণগুলোর মধ্যে 
শাহ সাহেব অতিরিক্ত আনন্দ-বিনোদনকেও গণ্য করেন। এতে 
জীবনোপকরণ ও পরকাল উভয়ই ক্ষতিগ্রস্থ হয়! তনুধ্যে দাবা খেলায় 
বিভোর-মত্ততা, শিকারের ব্যাপকতা ও কবুতর পালনকে অন্তর্ভুক্ত করেন। 
এভাবে চারিত্রিক অপরাধসমূহ ও এমন সব কাজকর্মকে মেনে নেওয়া, 
সাধারণতঃ যেগুলোকে কোনও সুস্থ-বিবেকবান মানুষ নিজের সত্তার জন্য 
মেনে নিতে পারে না৷. সেগুলোকে সভ্যতার জন্য ক্ষতিকর মনে করে। তার 
মতে এসব কারণে রাজত্বের পতন দেখা দেয়। 


সৌভাগ্য ও ভার চার উৎস 
কিতাবের চতুর্থ অনুচ্ছেদ 54-...| 4.৯ (বা সৌভাগ্যের সোপান) 
প্রসঙ্গে । তাতে বলা হয়েছে, সৌভাগ্য অর্জন করা মানুষের জন্য সবচেয়ে 
গুরুত্বপূর্ণ বিষয় । আর তা আত্মশুদ্ধি এবং পশুবৃত্তিকে ফিরিশতাসুলভ শক্তির 
অনুগত বানানোর ছারা অর্জিত হয়। 
শাহ সাহেবের মতে সৌভাগ্য লাভের মূল উৎস চারটি । যার জন্য নবী- 
রাসূল প্রেরিত হয়েছেন। আর এর ব্যাখ্যা আসমানী শরীয়ত । এটা বস্তুতঃ ধর্ম 
ও শরীয়তসমূহের মৌলিক শাখাগুলোর সামথিক শিরোনাম এবং নবী-রাসূল 
(স) প্রেরণের উদ্দেশ্যসমূহ পূর্ণতা দানের কার্যকরী মাধ্যম । 
১. পবিত্রতা (তথা শারীরিক পবিত্রতা, ঘা মানুষকে আল্লাহর প্রতি 
মনোনিবেশ ও আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনের জন্য প্রস্তুত করে)। 
২. আল্লাহর প্রতি মুখাপেক্ষিতা (তথা তাওবা ও অক্ষমতা প্রকাশ, 
অনুতাপ-অনুশোচনা, আল্লাহর প্রতি মনযোগিতা এবং বিনয়-নম্রতা)। 
৩. সততা, উন্নত চরিত্র ও উঁচু স্তরের কাজকর্ম। 
৪. দীনদারী ও ন্যায়নিষ্ঠা (তথা এমন আত্মিক যোগ্যতা, যার প্রতিক্রিয়ায় 
দেশ ও জাতির শৃঙ্খলা সহজেই প্রতিষ্ঠিত হয়ে যায়)। 
এভাবে শাহ সাহেব মানুষের ব্যক্তিত্‌ গঠন, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন 
এবং একটি সুস্থ ও পরস্পর সহমর্মী সমাজ বিনির্মাণের মূলনীতিগুলো তুলে 
ধরেছেন, যা আসমানী শরীয়ত ও নবী-রাসূল প্রেরণের অন্যতম উদ্দেশ্য । 
এরপর উক্ত চারটি গুণ অর্জনের পদ্ধতি বর্ণনা করেছেন। ভ্াান্তর সেসব 
প্রতিবন্ধকতা উল্লেখ করেছেন, যেগুলো স্বভাবজাত আদর্শ বিকাশের ক্ষেত্রে 
অন্তরায় । তনুধ্যে তিন প্রকার গ্রহণ করেছেন। 
Wwww.iscalibrary.com 


১. হিজাবুত তবা (তথা মানবিক ও মানসিক চাহিদাগুলোর প্রাধান্য) । 

২. হিজাবুর্‌ রুসম (বাইরের অবস্থা ও পরিবেশের ক্ষতিকর প্রভাব)। 

৩. হিজাবু সূইল মা‘রিফা (তথা ভ্রান্ত শিক্ষা-দীক্ষা ও প্রচলিত ভ্রান্ত 

আকীদাসমূহের প্রভাব)। 

এরপর তিনি এসবের প্রতিকার বর্ণনা করেছেন। 
আকীদা ও ইবাদত 

কিতাবের মূখ্য বিষয় শুরু হয়েছে পঞ্চম অধ্যায় ৯3১1 | ১১০ তথা 
পাপ-পুণ্য অনুচ্ছেদ থেকে। বস্তুতঃ কিতাবের আলোচ্য বিষয় ও উদ্দেশ্য 
এটিই। “১ বা পুণ্যের মূলনীতি হিসেবে শাহ সাহেব সর্বপ্রথম তাওহীদ 
সম্পর্কে আলোচনা করেছেন। কারণ, এর উপরই মুখাপেক্ষিতা, অক্ষমতা, 
অনুভাপ-অনুযোগ প্রকাশ সীমাবদ্ধ, যা সৌভাগ্য লাভের সবচেয়ে বড় উপায়। 
এক্ষেত্রে শাহ সাহেব তাওহীদের চারটি স্তর বর্ণনা করেছেন। সাথে সাথে 
আরবের মুশরিকদের শিরকের বাস্তবতা উন্মোচন করেছেন। তাওহীদের পর 
আল্লাহ পাকের গুণাবলির উপর ঈমান আনয়ন, ভাগ্যলিপির উপর ঈমান 
আনয়ন এবং আল্লাহর নিদর্শনাবলির প্রতি সম্মান প্রদর্শন (যেমন- শাহ 
সাহেবের মতে কুরআন, কাবা, নবী এবং নামায সবচেয়ে সুস্পষ্ট ও 
গুরুত্বপূর্ণ নিদর্শন) । এর আলোচনা করতঃ শাহ সাহেব ইবাদত-আনুগত্য ও 
ফরযসমূহের প্রসঙ্গ শুরু করেছেন এবং সংক্ষেপে অযু-গোসলের রহস্য, 
নামাযের রহস্য, যাকাতের রহস্য, রোযার রহস্য ও হজ্জের রহস্য সম্পর্কে 
বিবরণ দিয়েছেন। এসব আলোচনা যদিও মৌলিক ও সংক্ষিপ্ত, তথাপি তাতে 
এমন এমন তত্ত্ব ও তথ্য রয়েছে, যা অন্য কোথাও পাওয়া কঠিন। 

যেমন ‘নামাযের রহস্য' অনুচ্ছেদে শাহ সাহেব লিখেন, ইবাদতের এই 
পদ্ধতি তিনটি শারীরিক অবস্থা তথা কিয়াম (দণ্ডায়মান হওয়া), রুকু (মাথা 
অর্ধনমিত করে ঝুঁকে থাকার অবস্থা) ও সিজদা (কপাল মাটিতে মিলানো 
অবস্থা) এর সমন্বয়। এখানে বড় থেকে ছোট দিকে অবনমিত হওয়ার স্থলে 
নিচ থেকে বড় দিকে (কিয়াম থেকে রুকু; রুকু থেকে সিজদার দিকে) উন্নীত 
হওয়ার নিয়ম রাখা হয়েছে । আর এটাই যুক্তি ও স্বভাবসম্মত। এরপর শাহ 
সাহেব ইবাদত প্রসঙ্গে আল্লাহ পাকের শ্রেষ্ঠত্-মাহাত্ম্য চিন্তাভাবনা, ধ্যান- 
মগ্নতা ও অব্যাহত যিকির-এর উপর আলোচনা সংক্ষিপ্ত না করার (যা ছিল 
প্রাচ্যঘিদ, দার্শনিক ও হিন্দু সন্যাসীদের রীতি আবার কোনও কোনও 
লাগামহীন সুফী দরবেশও এ পদ্ধতি অবলম্বন করেছিল) কারণ বর্ণনা 
করেছেন। বলেছেন, এই চিস্তা-গবেষণা ও ধ্যান-তন্ময়তা সেসব লোকদের 


Wwww.iscalibrary.com 


হযরত শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্দিসে দেহলভী (র)-এর জীবন ও কর্ম ১৬১ 


জন্য.সম্ভব ও উপকারী ছিল, যাদের মন-মানস সেসবের সাথে সামঞ্জস্য 
রাখত । তারা এর মাধ্যমে উন্নতি করতে পারত । নামায হচ্ছে চিন্তা-গবেষণা 
ও কাজ, মানসিক ম্মাকর্ষণ ও শারীরিক কর্মব্যস্ততার অবলেহ সমন্বয় । নামায 
সর্বশ্রেণীর জন্য উপকারী ও বিরাট প্রতিক্রিয়াশীল প্রতিষেধক । কুসংস্কারের 
বিষবাম্প (পরিবেশের বিরূপ প্রভাব) থেকে পরিত্রাণ লাভ এবং মন-মানস 
বিবেকের অনুগত হওয়ার প্রশিক্ষণের জন্য নামায অপেক্ষা বড় কোনও 
ফলপ্রসূ ও কার্যকরী পদ্ধতি নেই। 

রোযা ও হজ্জের সম্পর্ক যতদূর, সে সম্পর্কেও এ আলোচনায় কিছুটা 
ইংগিত প্রদান করা হয়েছে। কিন্তু কিতাবের দ্বিতীয় খণ্ডে এসবের উদ্দেশ্য, 
রহস্য ও তন্্বাবলি সম্পর্কে যে বর্ণনা- দেওয়া হয়েছে, তার উপমা ইতোপূর্বে 
কোনও খন্থে দৃষ্টিগোচর হয়নি । তার বিবরণ সামনে যথাস্থানে দেওয়া হবে । 


জাতীয় রাজনীতি ও নবী-রাসূলের প্রয়োজনীয়তা 

ষষ্ট অধ্যায়ের শিরোনাম 44৭] 4৪. ০১৯৯৭ বা জাতীয় রাজনীতি 
প্রসঙ্গ । এটি কিতাবের অতি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ । এর প্রথম অনুচ্ছেদে শাহ 
সাহেব অত্যন্ত বিচক্ষণতা, দুরদর্শীতা ও বাক্তবধর্মীতার সাথে বলেছেন, 
মানবজাতির জন্য সত্যের পথপ্রদর্শক ও জাতির সংস্কারক-সংগঠক (তথা নবী- 
রাসূল)-এর প্রয়োজন কেন হয়েছে? এর জন্য তাদের সুস্থ স্বভাবজাত জ্ঞান ও 
সাধারণ বিবেক-বুদ্ধি কেন যথেষ্ট ছিল না? এরপর তিনি এ দলের গুণাবলি ও 
প্রয়োজনীয় শর্তাবলী সম্পর্কে আলোচনা করেছেন। আরও লিখেছেন, তিনি 
কখন, কিভাবে আপন উদ্দেশ্য পূর্ণ করতে পারেন এবং তাতে সাফল্য লাভ 
করতে পারেন। এ অনুচ্ছেদটি কালাম শাস্ত্রের কিতাবাদিতে বর্ণিত, ‘নবুওয়াত 
প্রমাণের সাধারণ আলোচনা” থেকে, সম্পূর্ণ ব্যতিক্রম মনে হয়। এতে সুস্থ 
জ্ঞান-বিবেককে আশ্বস্ত করার মত এমন উপাদান রয়েছে, যা কালাম শাস্ত্র ও 
আকাইদের কিতাবাদিতে সাধারণতঃ পাওয়া যায় না। এ আলোচনায় 
নবুওয়াতের পদমর্যাদা ও এর বৈশিষ্ট্যাবলী সম্পর্কে যে অনুচ্ছেদ রয়েছে, তা 
শাহ সাহেবের শরীয়তের প্রাণ ও নবুওয়াতের মেজাযের বাস্তবতা সম্পর্কে 
বিজ্ঞতা, মানবাত্মা সম্পর্কে গভীর অধ্যয়ন এবং চরিত্রের আভ্যন্তরীণ উৎস 
সম্পর্কে সচেতনতার প্রতি ইর্ঘগিত করে। এ অধ্যায়ে নবী-রাসূল প্রেরণের 
কারণস্মূহের ব্যাপারে স্ববিস্তার আলোচনা করা হয়েছে। 
সমসাময়িক দূতপ্রেরণ 

শাহ্‌ সাহেব লিখেন, সবচেয়ে পূর্ণাঙ্গ নবুওয়াত রা রিসালাত সেই নবী- 
রাসুলেরই হয়ে থাকে, যার প্রেরণ 'মাকরূন' (বা যৌথ) হয় অর্থাৎ তার 
চন্দ www.iscalibrary.com 


নবুওয়াতির সাথে গোটা এক জাতি তাবলীগ ও দাওয়াতের জন্য আদিষ্ট এবং 
তার সংস্পর্শের বরকতে তৈরী হয়ে অন্যান্য মানুষের শিক্ষা-দীক্ষার মাধ্যম 
হয়। নবীর আবির্ভাব হয় মৌলিকভাবে (আর একে নবুওয়াত বলা হয়); 
উম্মতের স্থলাভিষিক্ততা ও খেদমতের দায়িতু অর্পণ হয় মধ্যস্থতা ও 
প্রতিনিধিত্ব হিসেবে । রাসূলে কারীম (স) -এর আবির্ভাব এমনই পূর্ণাঙ্গ ছিল, 
যার সাথে পুরো এক উম্মতকে তার নবুওয়াতের পদমর্যাদার খেদমত ও 
প্রসারের জন্য হাতিয়ার ও অস্ত্র বানানো হয়েছে। আর এর জন্য দূতপ্রেরণ ও 
সমার্থক শব্দ ব্যবহার করা হয়েছে। কুরআনে কারীমে ইরশাদ হয়েছে_ 
Kl ০০ 056953০০03০ AL ০৯০৭ এ] ৯৯৫৪৪ 

“যত উম্মত সৃষ্টি হয়েছে, তন্মধ্যে তোমরা শ্রেষ্ঠ উম্মত। তোমাদেরকে 
মানুষের জন্য বের করা হয়েছে, যাতে তোমরা লোকদেরকে সৎকাজের 
আদেশ কর আর নিষেধ কর অসৎকাজ থেকে । (সূরা আলে ইমরান : ১১০) 

হাদীস শরীফে (বাছাত) ‘দূত প্রেরণ’ শব্দই ব্যবহার করা হয়েছে। 
রাসূলুল্লাহ (স) সাহাবায়ে কিরামকে লক্ষ্য করে বলেন, 

১১১১০০৭১০03 ০৯১১৯০ প ৬, 

“তোমাদেরকে সহজতার জন্য সৃষ্টি করা হয়েছে; কঠিনতার জন্য সৃষ্টি 
করা হয়নি।" ৃ 

এ অনুচ্ছেদের বিশেষ প্রতিপাদ্য হচ্ছে সেটি, যাতে নবী-রাসূলগণের 
সীরাত (জীবন চরিত), তাদের আগ্রহ-চেতনা, মন-মানসিকতা, তাদের 
দাওয়াত-তাবলীগের পদ্ধতি, তাদের সম্বোধন ভঙ্গি ও শিক্ষাধারা বর্ণনা করা 
হয়েছে। এতে শাহ সাহেবের দূরদর্শীতা, বিচক্ষণতা, নবুওয়াত ও আস্িয়ায়ে 
কিরামের বৈশিষ্ট্যাবলির গভীর অধ্যয়ন এবং কুরআনে কারীমের অগাধ 
ব্যুৎপত্তি অনুমান করা যায়। 
ইরান ও রোম সভ্যতায় চারিত্রিক ও ঈমানী মূল্যবোধের বিভতসতা 
এবং মানবতার দুরাবস্থা 

বর্বরতার যুগ যদিও আরবের সাথে সুনির্দিষ্ট ছিল না। তা ছিল বিশ্বময় বিস্ত 
ত আকীদাগত, চারিত্রিক, সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক এক বিপর্যয়, যা 
“গোটা পৃথিবীকে গ্রাস করে নিয়েছিল। কিন্ত ইরানী ও রোমীরা ছিল এর নেতা ও 
আসল কর্ণধার । তাদের সভ্যতা-সংস্কৃতিকেই সে সময় পৃথিবীতে মানদণ্ড মনে 
করা হত। তারই (অন্ধ) অনুকরণ করা হত সর্বত্র । তাদের দেশগুলো, কেন্দ্রীয় 
শহর ও সমাজ সবচেয়ে বেশি এর আক্রমণে ছিল । 


Wwww.iscalibrary.com 


এই অবস্থা-পরিস্থিতির যে চিত্র শাহ সাহেব অংকণ করেছেন এবং এর 
যেসব কারণ তিনি উল্লেখ করেছেন, এর উত্তম চিত্র প্রাচীন জীবনচরিত ও 
ইতিহাসের কোনও কিতাবে এবং ইতিহাসে-দর্শন ও সামাজিক জ্ঞানের 
কোনও পণ্ডিতের কলমে রচিত হতে দেখা যায়নি। এখানে এসে শাহ 
সাহেবের কলম তার পূর্ণ কৃতিতু দেখিয়েছে। তার লিখনী শক্তি ও রচনাশৈলী 
আপন উৎকর্ষতায় দেখা যায়। সে আলোচনা নিমে উদ্ধৃত করা হচ্ছে। 

এর দ্বারা সাহেবের ইতিহাসের গভীর জ্ঞান, বাস্তবতা পর্যন্ত পৌঁছার 
যোগ্যতা ও প্রকৃত অবস্থাচিত্র পর্যবেক্ষণের আল্লাহর প্রদত্ত যোগ্যতা উপলব্ধি 
করা যায়। শাহ সাহেব লিখেন, ‘শত শত বছর ধরে স্বাধীন রাজতু করতে 
করতে আর দুনিয়ার নানা স্বাদ আস্বাদনে নিমজ্জিত থেকে, পরকালকে 
একেবারে ভুলে যাওয়া ও শয়তানের পূর্ণ নিয়ন্ত্রণাধীন হয়ে যাওয়ার কারণে 
ইরানী ও রোমীরা জীবনের সহজতা-অনাড়ম্বরতা ও সুখ-শান্তির উপকরণে 
বিরাট জটিলতা ও স্পর্শকাতর চিন্তাধারা সৃষ্টি করে নিয়েছিল । এতে সর্বপ্রকার 
উন্নতি ও উৎকৃষ্টতায় একে অন্যের থেকে অগ্রগামী হওয়া এবং গর্ব করার চেষ্টা 
চালাত। পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে এসব কেন্দ্রস্থল বড় বড় শিল্পী-কারিগর, 
পেশাজীবী ও দক্ষ লোকজন এসে জড়ো হয়েছিল। যারা আরাম-আয়েশ ও 
সুখ-শান্তির উপকরণে জটিলতা সৃষ্টি করত। নতুন নতুন সাজগোজ-প্রসাধন 
বের করত. তার উপর তাৎক্ষণিক আমল শুরু হয়ে যেত। তাতে যথারীতি 
পরিবর্ধন ও চমক থাকত। এসব নিয়ে গর্বও করা হত। জীবনযাত্রা এত উঁচু 
হয়ে গিয়েছিল যে, আমীরদের কারও জন্য এক লাখ দিরহামের কমমুল্যের 
পাগড়ী বাধা ও মুকুট পরা ছিল চরম দোষণীয়। কারও নিকট যদি বিলাসবহুল 
জীবজন্ত্, সুদর্শন যুবক ও গোলাম না থাকত, খাবারে বিলাসিতা ও আড়ম্বরতা 
আর পোশাক-পরিচ্ছদে বৈচিত্র্য না হত, তাহলে সম-সাময়িকদের মাঝে তার 
কোনও সম্মান থাকত না। এ বিবরণ অনেক দীর্ঘ। স্বদেশের রাজা-বাদশাদের 
যে অবস্থা দেখছেন, তা এর সঙ্গে অনুমান করতে পারেন। 

এসব বিলাসিতা তাদের জীবন ও সমাজের (অবিচ্ছেদ্য) অংশ হয়ে 
গিয়েছিল। তাদের মনের ভেতর এমনভাবে বদ্ধমূল হয়ে গিয়েছিল যে, 
কোনভাবেই বের করা যেত না। এ কারণে এমন এক দৃরারোগ্য ব্যাধি সৃষ্টি 
হয়ে গিয়েছিল, যা তাদের সভ্যতায় ছড়িয়ে পড়েছিল। এ, ছিল এক 
মহাবিপদ ৷ যার থেকে সাধারণ-অসাধারণ, ধনী-দরিদ্র কেউই নিরাপদ ছিল 
না। প্রত্যেক: নাগরিকের উপর এই বিলাসিতা ও আমীরানা জীবনধারা 
এমনভাবে চেপে বসেছিল, যা তাদেরকে (সহজ) জীবন থেকে অক্ষম করে 

Wwww.iscalibrary.com 


দিয়েছিল। তাদের মাথার উপর প্রতিনিয়ত উদ্বেগ-উৎ্কণ্ঠার এক পাহাড় পড়ে 
থাকত। 

কথা হল, এই বিলাসিতা বিপুল পরিমাণ অর্থ ব্যয় করা ছাড়া লাভ করা 
যেত না আর এই অর্থ ও অঢেল ধন-সম্পদ কৃষক, ব্যবসায়ী ও অন্যান্য 
পেশাজীবীদের উপর কর ও ট্যাক্স বাড়ানো এবং তাদের উপর শোষণ 
চালানো ছাড়া হস্তগত হত না। তারা যদি এসব দাবী পূরণ করতে অস্বীকৃতি 
জানাত, তবে তাদের সঙ্গে যুদ্ধ করা হত। তাদেরকে নানা ধরনের শাস্তি 
দেওয়া হত। আর তারা যদি মেনে নিত, তবে তাদেরকে খাটানো হত গাধা 
ও বলদের মত। যাদের দ্বারা পানি উত্তোলন ও কৃষিকাজে সাহায্য নেওয়া 
হত। কেবল সেবার জন্যই তাদের লালন-পালন করা হত। তারা কখনও 
কষ্ট-পরিশ্রম থেকে নিষ্কৃতি পেত না। 

এই কষ্টপূর্ণ ও পশুসুলভ (মানবেতর) জীবনের পরিণামে কখনও তাদের 
মাথা উঠানো এবং পরকালীন সৌভাগ্য লাভের কল্পনা করারও সময়-সুযোগ 
হত না। অনেক সময় গোটা দেশেও এমন কোনও মানব সন্তান পাওয়া যেত 
না, যার মধ্যে নিজ ধর্মের চিন্তা-ভাবনা ও গুরুত্ব রয়েছে!’ 
আরও কিছু উপকারী কথা 

এর পরের বিবয়বস্তু “ধর্মের আসল/উৎস একটি ।' আর শরীয়তের রাস্তায় 
বিশেষ কোনও যুগ ও জাতির পক্ষাবলম্বনের কারণে মতবিরোধ হয়। তারপর 
এর ব্যাখ্যা দিয়ে বলেন, দীন-ধর্মের একটি উৎস হওয়া সত্বেও সেসব পথে 
কেন জবাবদিহি করা হয়? 

সহজিকরণ, উৎসাহ প্রদান ও ভীতি প্রদর্শনের তত্ব ইত্যাদির অধীন 
বিষয়গুলো আলোচনার পর শাহ সাহেব এমন ধর্মের প্রয়োজনীয়তা প্রমাণ 
করেছেন, যা সকল ধর্ম বিলুপ্তকারী হবে। তাছাড়া ধর্মকে কিভাবে বিকৃতির 
ছোবল থেকে রক্ষা করা যায়, বিকৃতি-পরিবর্তন কোন কোন পথে ও ছিদ্র 
দিয়ে ধর্মে অনুপ্রবেশ করে, কী কী রূপে তা বিকশিত হয়? আর কী কী রঙ- 
রূপ ধারণ করে? শরীয়ত সেসবের প্রতিকার হিসেবে কী পদ্থা অবলম্বন 
করেছে এবং কী কী ব্যবস্থা নিয়েছে? এরপর বিশদভাবে বর্ণনা করেছেন, 
নবুওয়াতের যুগে জাহেলী যুগের কী. অবস্থা ছিল, রাসূলে কারীম (সু) যার 
সংস্কার করেছেন । 
হাদীস ও সুন্নাহর মর্যাদা এবং এ ব্যাপারে উম্মতের কর্মপদ্ধতি 

সপ্তম অধ্যায়ের শিরোনাম * &| (৮.০ এ ২৯১০৯ ১৭ ৫3১৯] ৩৯৯০ 
৫৮৪০’ তথা হাদীসে নববী সম্পর্কে শরয়ী দৃষ্টিভঙ্গি। এতে সেসব 


Wwww.iscalibrary.com 


হযরত শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্দিসে দেহলভী রে)-এর জীবন ও কর্ম ১৬৫ 


আলোচনা স্থান পেয়েছে, যেগুলো সরাসরি হাদীস ও সুন্নাহর জ্ঞান, তা থেকে 
মাসায়েল উৎসারণ, উলুমে নরবী (স)-এর শ্রেণীভাগ, নবী (স) থেকে 
শরীয়ত আহরণের অবস্থা-পদ্ধতি, হাদীস গ্রস্থাবলির শ্রেণীবিস্যাস, কুরআন- 
সুন্নাহর আলোকে শরয়ী উদ্দেশ্যসমূহ উদঘাটনের পদ্ধতি ও বিভিন্ন হাদীসের 
মাঝে সমন্বয় সাধন কিংবা প্রাধান্য দানের বিষয়। এ প্রসঙ্গে অত্যন্ত 
বিচক্ষণতা ও সুপ্মদর্শিতার সাথে শাহ সাহেব শাখামূলক আলোচনায় 
সাহাবায়ে কিরাম ও তাবেঈদের মতানৈক্যের কারণগুলো বর্ণনা করেন। 
সেসবের উদাহরণ উদ্ধৃত করার পর ফকীহগণের মতাদর্শে মতবিরোধ এবং 
হাদীস বিশারদ ও চিন্তাবিদগণের মতানৈক্যের পার্থক্য বর্ণনা করেন। চতুর্থ 
হিজরী শতকের পূর্বাপর মানুষের মাসআলা জিজ্ঞাসা ও এর উপর আমল করা 
এবং এক্ষেত্রে বিশেষ-অবিশেষ মহলের দৃষ্টিভঙ্গি কী ছিল? এসবের সবিস্তর 
ব্যাখ্যা দেন, যা অত্যন্ত সৃন্ম ও গভীর আলোচনা সমৃদ্ধ এবং যা কালাম কিংবা 
উসূলে ফিকহ শাস্ত্রের কোনও কিতাবে পাওয়া দুষ্ধর। 


ফরযসমূহ ও রুকনগুলোর তত্ব-রহস্য 

শাহ সাহেব আকাইদ থেকে নিয়ে ইবাদত-আনুগত্য, লেনদেন, আচার- 
জীবনোপকরণ বা জীবিকা নির্বাহের পদ্ধতি, দান ও সাহায্য-সহযোগিতা, 
পরিবার ব্যবস্থা, খেলাফত ও শাসন ব্যবস্থা, বিচারব্যবস্থা, যুদ্ধ-জিহাদ, 
পানাহারের শিষ্ঠাচার, বন্ধুত্ব নীতি, সামাজিকতা আর সবশেষে ফিতান, 
পরকালীন ঘটনাপ্রবাহ ও কিয়ামতের আলামত পর্যন্ত হাদীসের আলোকে 
- আলোচনা করেছেন। এ প্রসঙ্গে সীরাতে নববী (স)-এর সারমর্মও পেশ 
করেছেন। সেসব অনুচ্ছেদের উদ্দেশ্য-রহস্য বর্ণনা করতে গিয়ে লিখেছেন, 
এসব বিষয়ের সম্পর্ক জীবন, সভ্যতা, চরিত্র-নৈতিকতা থেকে কখনও বিচ্ছিন্ন 
হতে পারে না। বস্তুতঃ এটিই কিতাবের কেন্দ্রীয় বা মূল প্রতিপাদ্য। শাহ 
সাহেবের ইচ্ছা ছিল, হাদীস শিক্ষাদান যেন সেসব তত্ত্-রহস্যের আলোকে 
আমল ও চরিত্র-নৈতিকতা, সভ্যতা-সামাজিকতা, মানবীয় সাফল্য ও 
পারস্পরিক সম্পর্কের সঙ্গে হয়। যেন সেসবের পূর্ণ প্রভাব পড়ে জীবন, 
আমল-আখলাক, সভ্যতা ও সামাজিকতার ওপর ৷ সামঞ্জস্য বিধান হয় 
এতিহ্যগত ও যৌক্তিক দলীল-প্রমাণের মাঝে, বিরদ্ধবাদীদের পক্ষে এসবের 
উপর আপত্তি উত্থাপন, হাদীস ও সুন্নাতের মূল্য, উপকারিতা এবং তার গুরুত্ব 
ও প্রয়োজনীয়তা হাস করা (যাকে শাহ সাহেবের দূরদর্শী ও সূক্মদৃষ্টি দেখে 
নিয়েছিল) ও মানসিক বিক্ষিপ্ত সৃষ্টির সুযোগ না হয় । আমলী আরকান ও চার 


Wwww.iscalibrary.com 


ফরয সম্পর্কে যা কিছু লিখেছেন, তা এরই অংশ এবং “হজ্জাতুল্লাহিল বালিগা' 
-এর একটি বৈশিষ্ট্য। এখানে উদাহরণস্বরূপ কেবল রোযা ও হজ্জের 
উদ্দেশ্যভেদ এবং এগুলোর ইসলামী ও শরয়ী রূপরেখার সৃক্ধ্রতার উপর শাহ 
সাহেব যা কিছু লিখেছেন, তা উল্লেখ করা হচ্ছে। রোযা সম্পর্কে আলোচনা 
করতে গিয়ে তার পরিমাণ ও রোযার সংখ্যা নির্ধারণের রহস্য (যা ইসলামী 
শরীয়তের সাথে নির্দিষ্ট) এবং এর শরয়ী বিধানের উপর আলোকপাত করতে 
গিয়ে তিনি লিখেন, ‘রোযার মধ্যে (সময়, সংখ্যা ও পরিমাণের) স্বেচ্ছাধিকার 
দিয়ে দেওয়া হলে অপব্যাখ্যা ও পলায়নের পথ উনুক্ত হয়ে যাবে । রুদ্ধ হয়ে 
যাবে সৎকাজের আদেশ ও অসৎকাজের নিষেধ-এর পথ । বিরাট উদাসীনতার 
শিকার হয়ে যাবে ইসলামের এই সবচেয়ে বড় আনুগত্য-ইবাদত । 

এরপর রোযার পরিমাণ ও সংখ্যা প্রসঙ্গে লিখেন, ‘এর 
নির্ধারণেরও প্রয়োজন ছিল। যেন তাতে বাড়াবাড়ি ও উদাসীনতার 
না থাকে। নতুবা কেউ কেউ এর উপর এতটুকু আমল করত, যার দ্বার 
কোনও কল্যাণ হত না আর না কোন প্রভাব পড়ত । আবার কেউ কেউ এত 
বাড়াবাড়ি ও অতিরঞ্রন করত যে, তার অক্ষমতা ও দুর্বলতার সীমায় পৌঁছে 
যেত । আর সে হয়ে যেত মৃতপ্রায়/অর্ধমৃত। মূলতঃ রোযা একটি প্রতিষেধক । 
প্রবৃত্তির বিষ নামানোর জন্য যার ব্যবস্থা করা হয়েছে। কাজেই এতে 
প্রয়োজনীয়তার প্রতি লক্ষ্য রাখা বাঞ্ছনীয় । 

তারপর রোযার উভয় শ্রেণী (তথা প্রথমতঃ সেই রোযা, যাতে 
পানাহারসহ রোযার পরিপন্থী সকল প্রকার কাজকর্ম থেকে পুরোপুরি বেঁচে 
থাকতে হয়। দ্বিতীয়তঃ সেই রোযা যাতে কতিপয় বিষয় থেকে বাঁচতে হয়। 
আর কতিপয় বিষয় থেকে বাঁচতে হয় না -এর মাঝে তুলনা করে প্রথমোক্ত 
রোযাকে প্রাধান্য দেন। সাথে সাথে অভিজ্ঞতা, জ্ঞানের গভীরতা ও 
আধ্যাত্মিকতার আলোকে এর শ্রেষ্ঠত্ব বর্ণনা করতঃ লিখেন, “আহার কমানোর 
দুটি পদ্ধতি । এক. খাবারের পরিমাণ-হাস করে দেওয়া। দুই. আহারের মধ্যে 
এত দীর্ঘ বিলম্ব রাখা, যাতে উদ্দেশ্য পূর্ণ হয়ে যায়। শরীয়তে এই দ্বিতীয় 
পদ্ধতি অবলম্বন.করা হয়েছে। কেননা এতে ক্ষুৎ্-পিপাসার সঠিক ধারণা 
জন্মে। পাশবিক কামনায় আঘাত লাগে । বাস্তবেই এতে ত্রাস পেতে দেখা 
যায়'। পক্ষান্তরে প্রথম পদ্ধতিতে মানুষের উপর বিশেষ কোনও প্রভাব পড়ার 
পূর্বে তা সৃষ্টি হয় না। কেননা যথারীতি পানাহার চালিয়ে যাওয়া হয়। 
দ্বিতীয়তঃ প্রথম পদ্ধতির জন্য কোনও সাধারণ. নীতিমালা প্রণয়ন করা কঠিন। 
কারণ, মানুষের অবস্থা বিভিন্ন ধরনের । কেউ এক পোয়া খায় আবার কেউ 


Wwww.iscalibrary.com 


হযরত শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্দিসে দেহলভী (র)-এর জীবন ও কর্ম ১৬৭ 


খায় আধা সের। সুতরাং এ পদ্ধতি নির্ধারণের ফলে যদি একজনের কল্যাণ 
হয়, তবে অন্যজনের ক্ষতি হবে ।” 

তিনি আরও বলেন, এই সুনির্দিষ্টতা ও সময়ের বাধ্যবাধকতায় ভারসাম্য 
থাকা প্রয়োজন । তিনি লিখেন, “এটাও জরুরী ছিল যে, এ সময় যেন অসাধ্য 
সাধন বা সাধ্যাতীত হুকুম পালনে আক্রান্তকারী না হয়। যেমন, তিনদিন 
তিনরাত। কেননা এটা শরীয়তের আলোচ্য বিষয়ের বাইরে এবং তার 
উদ্দেশ্য পরিপন্থী। সাধারণতঃ এর উপর আমল করাও অসম্ভব ।” 

হজ্জ প্রসঙ্গে তার আলোচনা সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী ও স্বতন্ত্র 
বৈশিষ্ট্যমগ্ডিত। তিনি সেখানে লিখেন- 

“হেজ্জের উদ্দেশ্যসমূহের মধ্যে) সেই উত্তরাধিকার সত্ত্ব সংরক্ষণও আছে, 
যা আমাদের জাতির পিতা ইবরাহীম (আ) ও আমাদের নেতা ইসমাইল (আ) 
আমাদের জন্য রেখে গেছেন। কারণ, এ দুজনই মিল্লাতে হানীফার (পবিত্র 
উম্মাহর) ইমাম এবং আরবে তার প্রতিষ্ঠাতা ও স্থপতি বলা যেতে পারে। 
রাসূলে কারীম (স)-এর শুভাগমনও এজন্য হয়েছিল, যেন মিলাতে হানীফা 
তার মাধ্যমে পৃথিবীতে জয়লাভ করে এবং তার ঝাণ্ডা সমুন্নত হয়।' 

আল্লাহ তা'আলা বলেন, 


lon eS এ 

তোমাদের পিতা ইবরাহীম (আ) এর ধর্ম । 

কাজেই এই ধর্মের ইমামের (দিশারীর) পক্ষ থেকে যেসব বিষয় আমরা 
উত্তরাধিকার সূত্রে পেয়েছি, যেমন- স্বভাবজাত গুণাবলি, হজ্জব্রত পালন 
ইত্যাদি আমাদের সংরক্ষণ করা জরুরী । রাসূলুল্লাহ সে) ইরশাদ করেন- 

বি ৩১০] ০০4০০ SN pS Lia ০০ ৯ 

‘আপন নিদর্শন/স্থানসমূহে অবস্থান করো । কেননা তোমরা আপন পিতার 
একই উত্তরাধিকার সত্তর উত্তরাধিকারী ৷’ 

এছাড়া তিনি আরেকটি তত্তব-দর্শন বর্ণনা করে লিখেন- “যেভাবে 
সরকারের কিছুদিন পরপর একটি গণজরিপ ও পরিদর্শনের প্রয়োজন হয়, 
যেন সে জানাতে পারে_ কে কৃতজ্ঞ? কে বিদ্রোহী? কে কর্তব্য পরায়ণ, 
দায়িত্বশীল আর কে কামচোরা প্রতারক? সাথে সাথে এর মাধ্যমে তার 
সততা, বিশ্বস্ততার সুখ্যাতি ও সুনাম হয়। তার শ্রমিক, কর্মচারী-কর্মকর্তা ও 
নাগরিকগণ একে অন্যের সাথে পরিচিত হয়। অনুরূপভাবে জাতির জন্য হজ্জ 
প্রয়োজন। যাতে মুনাফিক-অযুনাফিক (কপট-অকপট)-এর মাঝে পার্থক্য 


Wwww.iscalibrary.com 


নির্ণয় হয়। আল্লাহ পাকের নির্দিষ্ট দিনে আল্লাহ পাকের দরবারে আবেখ- 
উচ্ছাস নিয়ে দলে দলে লোকজন হাজির হয়। মানুষ পরস্পর পরিচয় লাভ 
করে। প্রত্যেক ব্যক্তি যা তার কাছে নেই, সে বিষয়ে অন্যের থেকে উপকার 
লাভ করে। কেননা উত্তমতর ও সুন্দর আনন্দদায়ক বিষয়গুলো সাধারণতঃ 
সংস্পর্শ ও বন্ধুত্বের মাধ্যমে এবং একে অপরকে দেখে-শুনেই অর্জিত হয়।" 

তিনি আরও লিখেন, “হজ্জ যেহেতু এমন একটি মুহূর্ত, যেখানে সকলেই 
সমবেত হয়, তাই এটি বিভ্রান্তিকর রুসম-রেওয়াজ থেকে নিরাপত্তা লাভের 
জন্য খুবই ফলপ্রসূ। জাতির মধ্যে তাদের ইমাম ও দিশারীদের স্মৃতিচারণ 
এরং মনের মণিকোঠায় তাদের আনুগত্য ও অনুকরণের আগ্রহ সৃষ্টি করার 
জন্য কোনও কিছু এ পর্যায়ের নেই, যা তার প্রতিদ্বন্দিতা করতে পারে?” 

অন্যত্র লিখেন, ‘হজ্জের উদ্দেশ্যসমূহের মধ্যে আরেকটি বিষয় হল, যার 
জন্য সরকার-প্রশাসন কোনও প্রদর্শনী কিংবা সরকারী উৎসবের আয়োজন 
করে। আর.তা দেখার জন্য কাছে-দুরের সকল স্থান থেকে মানুষ এসে 
সমবেত হয়। মিলিত হয় একে অন্যের সাথে। নিজের শাসন ব্যবস্থা ও 
জাতির শিক্ষা-দীক্ষা সম্পর্কে অবগতি লাভ করে। তার পবিত্র ও পুণ্যময় 
স্থানগুলোর সম্মান রক্ষা করে। অনুরূপভাবে হজ্জ মুসলমানদের একটি জাতীয় 
প্রদর্শনী কিংবা রাজকীয় অনুষ্ঠান । যেখানে তাদের প্রভাব-প্রতিপত্তি প্রকাশ 
পায়। তাদের শক্তিসমূহ এঁক্যবদ্ধ হয়। তাদের জাতির নাম উজ্জল হয়।” 
আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন-" 

এ ০4025 এ এ খুও, 

“আর (স্মরণ করো সে সময়ের কথা) আমি কাবাকে করেছি মানুষের 
জন্য প্রত্যাবর্তনস্থল ও নিরাপদ শান্তির স্থান।” 
কিতাবের স্বয়ংসম্পূর্ণতা 

এ গ্রন্থের আরেকটি বৈশিষ্ট্য হল, ফিক্হ, হাদীস, আকাইদ, ইবাদত, 
লেনদেন ও আচার-অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত অধ্যায় ও অনুচ্ছেদগুলো ব্যতিত 
এতে পরিবারব্যবস্থা, পারিবারিক শৃঙ্খলা বিধান, খেলাফত (গণপ্রতিনিধিত্‌) 
ও বিচারব্যবস্থা, অর্থনৈতিক অধ্যায় এবং সাহচর্যের শিষ্টাচারসমূহের 
আলোচনাও রয়েছে। যা. চরিত্র, নৈতিকতা, সামাজিকতা, সভ্যতা ও 
জীবনোপায়ের সাথে সম্পৃক্ত । সাধারণতঃ কোনও ফিকহী কিংবা দর্শন শাস্ত্রের 
বই-পুস্তকে এসবের আশা করা যায় না। 


Wwww.iscalibrary.com 


হযরত শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্দিসে দেহলভী (র)-এর জীবন ও কর্ম ১৬৯ 


অনুগধহ ও আত্মশুদ্ধি 

অধিকন্ত এ গ্রন্থে শাহ সাহেব হাদীস ও জীবন-চরিতের আলোকে বিন্যস্ত 
অনুগ্রহ ও আত্মশুদ্ধির এমন নীতিমালা উপস্থাপন করেছেন, যার উপর চলে 
মানুষ আল্লাহর নৈকট্যের উঁচু থেকে উঁচু সিঁড়িগুলো, বেলায়েতের স্তরসমূহ, 
মর্যাদার আসন ও অবস্থাসমূহ পর্যন্ত পৌঁছতে পারে । ইহসান সম্পর্কিত এই 
অনুচ্ছেদটি কিতাবের ৬৬-১০১ পৃষ্ঠা পর্যন্ত বিস্তৃত এ অনুচ্ছেদে শাহ সাহেব 
সেসব উপাদানসমূহ নিয়ে আলোকপাত করেছেন, যেগুলো বিভিন্ন সহীহ 
হাদীসে বর্ণিত হয়েছে। তন্মধ্যে শুধুমাত্র হাজির করা, ইচ্ছা-সংকল্প এবং 
শারীরিক ও বাতেনী অবস্থাসমূহের সঙ্গে আত্মার প্রতি মনোনিবেশ করার 
উপর জোর দিয়েছেন। সেসঙ্গে ক্রমাগত দুঃখ-ব্যথা ও রোগ-ব্যাধির 
চিকিৎসা, এ শরীয়তসম্মত পন্থা, ফরয, ইবাদত ও যিকির-আযকারের 
মাধ্যমে নির্বাচন করেছেন। সাথে সাথে বদঅভ্যাস ও নীচুতার প্রতিষেধক 
চিকিৎসা এবং উত্তম-উন্নত স্বভাব-চরিব্র অর্জনের পন্থাও শরীয়ত ও সুন্নাতের 
সুস্পষ্ট নির্দেশনায় বর্ণনা করেছেন। 

এ অধ্যায়ে তিনি বর্ণিত যিকিরসমূহ, শরীয়তসম্মত দু'আসমূহ এবং 
ইস্তিগফার-তাওবার গুরুত্বপূর্ণ শব্দাবলীও সন্নিবেশিত করেছেন। কার্যকরী 
মাকবৃল দু'আর পদ্ধতি এবং তার শর্তাবলীও বর্ণনা করেছেন। এ প্রসঙ্গে 
মানবিক চাহিদা, জীবনের প্রয়োজনাদি ও ধর্মীয় আমলগুলো নিয়তের 
পরিচ্ছন্নতার সাথে আদায় করার প্রতি তাগিদ করেছেন। এসবের প্রভাব- 
ক্রিয়া ও অবস্থাবলি ব্যতিক্রম হওয়ার ব্যাখ্যা দিয়েছেন। তিনি লিখেছেন, 
“ভালোভাবে হৃদয়াঙ্গম করে নিন, নিয়ত হচ্ছে (সবকিছুর) প্রাণ-আত্মা। আর 
ইবাদত হল দেহ। আত্মা ছাড়া শরীর/দেহ বেঁচে থাকা সম্ভব নয়। আত্মা দেহ 
থেকে পৃথক হয়ে যাওয়ার পরও জীবিত থাকে। কিন্তু জীবন/বেঁচে থাকার 
প্রতিক্রিয়া দেহ ছাড়া পুরোপুরিভাবে প্রকাশ পায় না। কাজেই আল্লাহ 
তাআলা বলেন, 


বিএ 5 8৭ 043 ২75 YG LD Bl SD ০ 
“আল্লাহ পাকের এসব কুরবানীর (পশুর) গোশত. ও রক্ত পৌঁছে না। 
সেখানে পৌঁছে তোমাদের তাকওয়া বা আল্লাহভীরুতা। (সূরা হজ্জ : ৩৭) 
আর রাসূলে কারীম (স) ইরশাদ করেছেন, 
৩০৪০২ Jc YI ০ 
‘সকল আমলের গ্রহণযোগ্যতা নিয়তের উপর নির্ভরশীল ।" 


Wwww.iscalibrary.com 


অনন্তর শাহ সাহেব নিমোক্ত ভাষায় 'নিয়ত'-এর সংজ্ঞা পেশ করেন। 
“নিয়ত বলে আমাদের উদ্দেশ্য তাসদীক তথা সত্যায়ন ও বিশ্বাসের সেই 
মানসিক অবস্থা, যা তাকে সে কাজের প্রতি উদ্বুদ্ধ করে। অর্থাৎ আল্লাহ 
তাআলা স্বীয় নবী-রাসূলগণের মাধ্যমে আনুগত্যকারীদের প্রতিদান আর 
অবাধ্যদেরকে শাস্তি দেওয়ার যে অঙ্গীকার ব্যক্ত করেছেন, তা এই হুকুম 
পালন এবং এই পাপাচার থেকে বেঁচে থাকার কারণ -এ বিশ্বাস করা ৷’ 

আলোচ্য অনুচ্ছেদের শেষে শাহ সাহেব উন্নত চরিত্র গঠন, সৃষ্টিজ 
অধিকার সংরক্ষণ ও উত্তম আচার-ব্যবহার সম্পর্কে কয়েকটি হাদীস বাছাই 
করে লিখে দিয়েছেন। যার উপর আমল করলে মানুষ কল্যাণ ও পবিত্রতার 
উচ্চস্তরে পৌঁছে যেতে পারে। এরপর সেসব মর্যাদা ও অবস্থার বর্ণনা 
দিয়েছেন, যেগুলো উপকার ও পবিত্রতার সুফলে অর্জিত হয়; যা বাতেনী নূর, 
অন্তরের সচেতনতা, আত্মার পরিচ্ছন্নতা, মহান আল্লাহর সন্তষ্টি ও 
উর্ধ্জগতের সাহাব্য-সমর্থনের সুফল । 


জিহাদ 

উক্ত গ্রন্থে জিহাদ সম্পর্কেও একটি অনুচ্ছেদ রয়েছে। আর তা শাহ সাহেব 
এক তথ্যবহুল ও বিস্ময়কর শব্দমালা দিয়ে শুরু করেছেন। যা সকল ধর্ম ও 
জাতির পুরো ইতিহাস, মানব সৃষ্টির উদ্দেশ্যসমূহ ও সমগ্র বিশ্বজগতের প্রষ্টার 
উদ্দিষ্ট ব্যবস্থার উপর অন্তর্দষ্টিসম্পন্ন কোনও জ্ঞানী পপ্তিতই লিখতে পারেন। শাহ 
সাহেব লিখেন, “স্মরণ রাখুন! সার্বিকভাবে পূর্ণাঙ্গ শরীয়ত এবং তার স্বয়ংসম্পূর্ণ 
সংবিধান হচ্ছে সেই শরীয়ত, যাতে জিহাদের নির্দেশ দেওয়া হয়েছে’ 

মোটকথা, এই গ্রন্থখানা তার স্বয়ংসম্পূর্ণতা, তাত্বিকতা, দীন ও 
শরীয়তের ব্যাপক-প্রশস্ত, মজবুত নিবিড় ব্যাখ্যা এবং কিতাবের পৃষ্ঠায় পৃষ্ঠায় 
ছড়ানো ছিটানো শত-সহস্ অমূল্য তথ্য-কণিকা ও সূক্ষ্ম গবেষণার ভিত্তিতে 
ইসলামী গ্রন্থশালায় বহুদিক থেকে সম্পূর্ণ স্বকীয় বৈশিষ্ট্যের অধিকারী । এক 
কথায় “১১১ 49১1 4১১5 ‘কত কী রেখে গেলেন প্রবীণগণ পরবর্তীদের 
জন্য'-এর উজ্জ্বল দৃষ্টান্ত । মাওলানা শিবলী (র) তার বিখ্যাত “ইলমুল কালাম’ 
গ্রন্থে লিখেছেন- “আল্লামা ইবনে তাইমিয়া (র) ও ইবনে রুশদ -এর পরে 
বরং স্বয়ং তাদের যুগেই মুসলমানদের মধ্যে চিন্তাধারার যে অধঃপতন শুরু 
হয়, সেই দৃষ্টিকোণ থেকে এ আশা ছিল না যে, ফের কোনও (মুসলিম) চিন্ত 
বিদ, সুক্মদর্শী ও গবেষক জন্ম নিবে। কিন্তু মহান কুদরতের আপন যাদুর 
শক্তি দেখানোর ইচ্ছা ছিল। শেষ যুগে যখন ইসলামের প্রাণ ওষ্ঠাগত, ঠিক 
তখন শাহ ওয়ালীউল্লাহ রে)-এর মত ব্যক্তিত্বের শুভজন্ম হয়, যার 

Wwww.iscalibrary.com 


হযরত শাহ ওয়ালী উল্লাহ মুহাদিসে দেহলভী (র)-এর জীবন ও কর্ম ১৭১ 


বিচক্ষণতার সামনে ইমাম গাযালী রে), রাধী রে) ইবনে রূশদ (প্রমুখ 
ব্যক্তিত্) -এর কৃতিতৃও সান হয়ে যায়! 

আরেকটু সামনে লিখেন- “শাহ সাহেব ইলমে কালাম বা দর্শন শাস্ত্রে 
শিরোনামে কোনও রচনা লিখেননি। সে দৃষ্টিকোণ থেকে তাকে দার্শনিকদের 
কাতারে শামিল করা বাহ্যতঃ উচিত নয়। কিন্তু তার রচিত 'হজ্জাতুল্লাহিল 
বালিগা', যাতে তিনি শরীয়তের তত্ত্বভেদ বর্ণনা করেছেন, বস্তুতঃ কালাম 
শাস্ত্রের উজ্জ্বল প্রাণ ।” 

সমকালীন চিন্তাবিদ মাওলানা আবদুল হক হক্কানী (তাফসীরে হাক্কানী ও 
আকাইদুল ইসলাম রচয়িতা) হুজ্জাতুল্লাহিল বালিগা -এর অনুবাদ - গ্রন্থ 
নিমাতুল্লাহিস সাবিগাহ -এর ভূমিকায় লিখেন- “যে শাস্ত্রে এই গ্রন্থনা, তার 
(শাহ সাহেব) পূর্বে একত্রে কেউ তা সন্নিবেশিত করেনি। এ শাস্ত্রের বিষয়বস্তু 
শরীয়তে মুহাম্মদী (স)-এর ব্যবস্থাপনা ২3৮) ১৭৯০০ ৬০৯ ০৪ 
(উপকারী সংস্কারের দৃষ্টিকোণে)। আর তার লক্ষ্য-উদ্দেশ্য হচ্ছে, মানুষ যেন 
স্পষ্ট জেনে নেয়- আল্লাহ ও তার রাসূল (স)-এর হুকুম-আহকামের মধ্যে 
কোন সংকীৰ্ণতা নেই; আর না তা সুস্থ স্বভাবরীতির পরিপন্থী । যেন 
সেগুলোর উপর মানুষের পরিপূর্ণ আস্থা জন্মে। সেগুলোকে প্রকৃতির উপর 
নির্ভরশীল জ্ঞান করে মন সেদিকে আকৃষ্ট হয় । কোনও সন্দিগ্ধতার অজুহাতে 
মনের মধ্যে সংশয় না জাগে! এর সংজ্ঞা হচ্ছে- এটি সেই ইলম, যাতে ধর্মীয় 
আইন-কানুন ও শরয়ী আহকামের সূক্মমতা-প্রজ্ঞা জানা যায় আর এর উৎস 
তার সকল ইলম ৷ 


Wwww.iscalibrary.com 


অষ্টম অধ্যায় 


খেলাফত ব্যবস্থার প্রয়োজনীয়তা ও উপকারিতা 
খোলাফায়ে রাশেদীনের খেলাফতের প্রমাণ এবং তাদের অনুগ্রহ-দান 
“ইযালাতুল খফা' “আন খিলাফাতিল খুলাফা” -এর দর্পণে 


‘ইযালাতুল খকা' গ্রন্থের গুরুতু ও স্বকীয়তা 

‘ইযালাতুল খফা' শাহ সাহেবের (হজ্জাতুল্লাহিল বালিগা-এর পর) 
আরেকটি বিশ্বনন্দিত রচনা এবং নিজের বহুমুখী অসংখ্য বৈশিষ্ট্যের বিচারে 
আপন বিষয়বস্তুতে একক ও স্বতন্ত্র কিতাব। পূর্ণ কিতাবটিই উন্মত্ততা ও 
উদ্যম সৃষ্টিকারী জ্ঞান-প্রজ্ঞা ও আনন্দদায়ক তথ্যকগিকায় ভরা । বিশেষতঃ 
শাহ সাহেবের কুরআনে কারীমের উপর দীর্ঘ গবেষণা, বিস্ময়কর সম্পৃক্ততা, 
-তার গভীর ও তীশ্্ জ্ঞান, আয়াতের ইংগিত ও সৃক্ষ্তার প্রতি আত্মিক 
আকর্ষণ, মাসআলা উদঘাটনের গভীরতা এবং মেধার প্রখরতা ইত্যাদির এমন 
দৃষ্টান্ত পাওয়া যায়, যার ফলে একজন ইনসাফপ্রিয়-ও সুস্থ বিবেকবান মানুষ 
নিজে নিজেই এ সিদ্ধান্তে পৌঁছতে পারে যে, এই জ্ঞানষ্প্রজ্ঞা নিছক পুথিগত 
ও অর্জিত নয়: এ কিতাবের লেখক সমকালের প্রচলিত. পাঠ্য বই, তাফসীর 
গ্রন্থাবলি, উসূলে ফিকহ ও কালাম শাস্ত্রের সাজানো রঙিন মোড়ক এবং 
সেসবের বর্জ্য ও উচ্ছিষ্ট চয়নকারী নন; তার এই জ্ঞান-প্রজ্ঞার সম্পর্ক মহান 
সৃষ্টার দান ও খোদায়ী অনুকম্পার সঙ্গে । স্বয়ং শাহ সাহেবের কলম থেকেই 
অনিচ্ছায় গ্রন্থের সূচনাতেই বেরিয়ে এসেছে নিম্নোক্ত শব্দমালা। 

“ঘটনা হল, আল্লাহর তাওফীকের নূর এই অধম বান্দার অন্তরে (স্বতন্ত্র 
একটি শাস্তরকে) এত ব্যাপক-বিস্তৃত আকারে প্রক্ষিপ্ত করেছে যে, অকাট্যভাবে 
প্রশান্তির সাথে তার জ্ঞান হয়ে গেছে- সেসব মহাপুরুষ্গণের (খোলাফায়ে 
রাশেদীনের) খিলাফতের সত্যতা ও প্রমাণ উসূলে দীন তথা ধর্মীয় 
উৎসসমূহের মধ্য থেকে একটি বিশাল উৎস । যতক্ষণ পর্যন্ত এই উৎসকে পূর্ণ 
দৃঢ়তার সাথে স্বীকার না করা হবে, শরীয়তের কোনও মাসআলাই অকাট্য 
সাব্যস্ত হবে না।' 

যেসব সুযোগ্য উলামায়ে কিরামের বিভিন্ন মাসআলায় শাহ সাহেবের 
সঙ্গে মতবিরোধ ছিল এবং যাদের যুক্তিবিদ্যায় ব্যাপৃতি বরং নেতৃত্বের আসন 
অর্জিত ছিল- এ কিতাবের প্রতি যখন তাদেরও দৃষ্টি নিবদ্ধ হয়, তখন তারা 
লেখকের জ্ঞানের গভীরতা ও অতলদর্শিতার মূল্য না দিয়ে পারেননি। 


Wwww.iscalibrary.com 


হযরত শাহ ওয়ালী উল্লাহ মুহান্দিসে দেহলভী (র)-এর জীবন ও কর্ম ১৭৩ 


মাওলানা মহসিন ইবনে ইয়াহইয়া তারহতী “5:৯0 &1520” রচয়িতা বলেন, 

“আমি আপন উস্তাদ মাওলানা ফয়লে হক খায়রাবাদী (মৃত্যু ১২৭৮ হি.) কে 
দেখেছি, একটু সময়-সুযোগ পেলেই কোন না কোন কিতাব মুতালা“আয় 
ধ্যানমগ্ন ও নিমজ্জিত হয়ে যেতেন। আমরা অভ্যাসের পরিপন্থী তার এই 
ধ্যানমগ্নতা দেখে বিস্মিত হলাম। কৌতুহল জাগল, এটা কী কিতাব? কার 
রচিত? তিনি নিজেই বলেন, ‘এ কিতাবের লেখক জ্ঞানের এমন অথৈ সমুদ্র, 
যার কোনও কুল-কিনারা নেই।' জানলাম, এটি শাহ ওয়ালীউল্লাহ রে) 
বিরচিত ‘ইযালাতুল খফা? যার একটি সংস্করণ হযরতের হাতে । 

_ শেষকালের গৌরব মাওলানা আবুল হাসানাত আবদুল হাই ফিরিঙ্গি মহল্লী 
(মৃত্যু ১৩০৪ হি.), যার জ্ঞানের গভীরতা, যুগের অসাধারণ ব্যক্তিত্ব ও দূরদর্শিতা 
প্রসিদ্ধ ও স্বীকৃত- তিনি তার সুপ্রসিদ্ধ “১৯৭৮০১1৮৮০০ ২৯০ সা 
গ্রন্থে হ্যালাতুল খফা” র আলোচনা প্রসঙ্গে লিখেন_ 43358 42 ene US 
তথা এটি এমন একটি গ্রন্থ যা তার বিষয়বস্তুতে বিরল ও ভূতপূর্ব। 


“হজ্জাতুল্লাহিল বালিগা’ ও ‘ইযালাতুল খফা’-এর পারস্পরিক সম্পর্ক 
“হুজ্জাতুল্লাহিল বালিগা’ রচনার পর, যাতে ইসলামের পূর্ণাঙ্গ ও সুবিন্যস্ত 
নেযাম এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যার ফলে জীবন, সমাজ ও 
সভ্যতার সঙ্গে ইসলামের নিবিড়তা ও সম্পৃক্ততা প্রমাণিত হয়। পরিষ্কার হয়ে 
যায়, ইসলাম নির্দেশিত আকীদা-বিশ্বাস, ইবাদত-বন্দেগী ও সামাজিক 
জীবনের বিধি-বিধানের উপর যথাযথ আমল করা ব্যতিত কোনও সুস্থ সমাজ, 
পরিচ্ছন্ন সভ্যতা, ন্যায়ানুগ ও ভারসাম্যপূর্ণ সামাজিকতার অস্তিত্‌ কল্পনা করা 
যায় না। এই লক্ষ্য-উদ্দেশ্যের বিশ্লেষণ ও পূর্ণতা দান এবং এই মঞ্জিলের 
বিজ্ঞচিত ও গ্রজ্ঞাপূর্ণ বৈশিষ্ট্যের সাথে (যাতে অদূর ভবিষ্যতে আগত বৈপ্লবিক 
যুগের যুক্তিপ্রিয় মন-মানসের প্রশান্তি ও পরিতৃপ্তির খোরাক ছিল) খোদ 
ইসলামের সমাজব্যবস্থার চাহিদা, বৈশিষ্ট্যাবলি, লক্ষ্য-উদ্দেশ্য ও কার্যক্রমের 
পরিধির ওপর এবং তার বিশ্বব্যাপী ও স্থায়ী, সুস্পষ্ট ও অকাট্য খিলাফতের 
দপ্তরের উপর. সেই ব্যাখ্যা-বিশ্লেষণ, এঁতিহ্গত প্রমাণ ও যৌক্তিকতার 
সাহায্য, ইতিহাসের সাক্ষ্য এবং কুরআন-হাদীসের আলোকে কলম ধরার খুব 
বেশি প্রয়োজন ছিল। তাছাড়া সেসব ভুল ধারণা ও পৎত্রষ্টতার পর্দা বিদীর্ণ 
করারও প্রয়োজন ছিল, যা এক্ষেত্রে প্রাচীনকাল থেকে. প্রকাশ্যে ছড়িয়ে 
পড়েছে এবং সেসবের ভিত্তিতে বিরাট এক ফিরকার আত্মপ্রকাশ ঘটেছে। যে 
চিন্তাধারার এমন এক কিক্ষিপ্ততা সৃষ্টি করে দিয়েছে, যার প্রভাব আকীদা- 
বিশ্বাস ও কাজকর্মের সীমানা পেরিয়ে সরকার ব্যবস্থা এবং ভারতবর্ষে 


Wwww.iscalibrary.com 


মুসলমানদের শীর্ষ নেতৃত্বের উপরও পড়েছিল। সন্দিঞ্জ ও এলোমেলো করে 
দিয়েছিল এদেশের মুসলমানদের ভবিষ্যত ৷ 

এর অবস্থান (সেসব লোকের দৃষ্টিতে, যারা এ ধর্মের ইতিহাস তার 
মৌলিক আকীদাসমূহ ও তার ধর্মের অনুভূতি-জ্ঞান সম্পর্কে অবগত ছিল এবং 
যারা সরাসরি এর নির্ভরযোগ্য গ্রস্থাবলি ও মৌলিক উৎসের মুতালা“আ 
করেছিল) নিছক একটি ইজতিহাদী (উদঘাটনমূলক) মতবিরোধ কিংবা 
শরীয়তের আওতার মধ্যে একটি ক্ষুদ্র ফিরকার মত ছিল না বরং তা ছিল এ 
ধৰ্মীয় জ্ঞানের সমতুল্য, যার ভিত্তি কুরআন-হাদীস, নবুওয়াতের পদমর্যাদার 
সম্মান ও খতমে নবুওয়াতের আকীদার ওপর -এর থেকে ভিন্ন একটি স্বতন্ত্র 
চিন্তাধারা ও ধর্মীয় অনুভুতি । এর কিছুটা ধারণা হতে পারে ইছনা আশারিয়াহ্‌ 
ফিরকার ইমামতের (নেতৃত্বের) আকীদা থেকে। যাদের মতে ইমামত 
(নেতৃত্) নবুওয়াতের সমতুল্য. বরং কোনও কোনও ক্ষেত্রে তদপেক্ষা উ্ধের্ব। 

শাহ সাহেব উক্ত গ্রন্থ রচনার প্রাথমিক লক্ষ্য-উদ্দেশ্য বর্ণনা প্রসঙ্গে 
লিখেন- ‘নগণ্য দীন ওয়ালীউল্লাহ (আল্লাহ তাকে ক্ষমা করুন) বলেন, এ যুগে 
শী'আ ধর্মমত গ্রহণের বিদ'আত (কুপ্রথা) চালু হয়েছে। সর্বসাধারণের মন- 
মানসিকতা তাদের সৃষ্ট সংশয়-সন্দেহে গভীরভাবে প্রভাবিত হয়ে. পড়েছে। এ 
অঞ্চলের অধিকাংশ লোকের মনে খোলাফায়ে . রাশেদীনের খেলাফতের 
নিশ্চয়তার ব্যাপারে নানা ধরনের সন্দেহ ও প্রশ্নের সৃষ্টি হয়ে গেছে 

শাহ সাহেবের দৃষ্টি এই সন্দিপ্ধকরণ ফিৎনার বাহ্যিক মোড়কের উপরই 
ছিল না; এর পরতে পরতে যে গভীর ষড়যন্ত্র কাজ করছিল এবং এর যে 
সুদূরপ্রসারী পরিণতি প্রকাশিতব্য ছিল (যেমন- ইসলামের প্রথম ও সোনালী 
যুগে ব্যর্থ প্রমাণিত হওয়া, নবীজীর সাহচর্য ও শিক্ষাদীক্ষার নিষ্রিয়তা, 
সাহাবায়ে কিরামের মাধ্যমে সোনালী যুগে কুরআন সংরক্ষণ, সুন্নাতের প্রচার- 
প্রসার এবং যেসব বিষয়ে একমত্য হয়েছে, সেসবের উপর আস্থাহীনতা ও 
অবিশ্বাস ইত্যাদি ।)- তা-ও দেখতে পাচ্ছিলেন। সুতরাং শাহ সাহেব লিখেন, 
‘যে ব্যক্তিই খেলাফতে রাশেদার সত্যতা বা শুদ্ধতার নীতিমালা ভেঙে ফেলার 
অপচেষ্টা করে এবং দীনের এই মৌলিকতাকে অস্বীকার করে, বস্তুতঃ সে 
যাবতীয় ধর্মীয় জ্ঞানকে ধ্বংস করতে চায়।” 
কারীম সে) এবং তীর উম্মতের মাঝে কুরআনে কারীমের জ্ঞান-গবেধণা 
প্রাপ্তিতে মাধ্যম বা সেতুবন্ধন !” 

এরপর তিনি এ আওতায় সেসব শাস্ত্র ও শাখা-প্রশাখাকেও অন্তর্ভুক্ত 
করেন, যার দৌলত খোলাফায়ে রাশেদীনের মাধ্যমেই উম্মত লাভ করেছে। 


Wwww.iscalibrary.com 


হযরত শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্দিসে দেহলভী (র)-এর জীবন ও কর্ম ১৭৫ 


যেমন- ইলমে হাদীস, ইলমে ফিকহ। আরেকটু সামনে গিয়ে উদ্ভাবিত 
মাসায়েলে বিশেষ কোন রূপরেখায় এঁক্যমত প্রতিষ্ঠা ও উম্মতের 
মতবিরোধের যবনিকাপাত, সেসঙ্গে ইলমে ইহসান (পরবর্তী যুগে যাকে 
ইলমে সুলুক বা আধ্যাত্মিকতা নামে অভিহিত করা হয়), এরপর বর্ণনা 
করেছেন, দর্শন শাস্ত্রের মর্যাদা, উত্তম চরিত্র এবং হীন চরিত্রের ব্যাখ্যা ও 
পার্থক্য বিধান, পরিবার ব্যবস্থা বা পারিবারিক শৃঙ্খলা রক্ষা ও দেশের 
রাজনীতি ইত্যাদি । শাহ সাহেবের মতে এসব জ্ঞান-বিদ্যা ও যোগ্যতা উম্মত 
খোলাফায়ে রাশেদীনের শিক্ষা ও কর্মপদ্ধতির মাধ্যমেই পেয়েছে। 

এজন্য হজ্জাতুল্লাহিল বালিগা, যা কেমন যেন ইসলামের শিক্ষা ও চিন্ত 
গত ব্যাখ্যা-বিশ্লেষণ -এর পরে এটাই দেখানো যথোপযুক্ত ছিল যে, 
ঘটনাবহুল পৃথিবীতে নবুওয়াত পরবর্তী যুগে কিভাবে সফলতার সাথে সেসব 
মূলনীতি ও শিক্ষাকে বাস্তব রূপ দেওয়া হয়েছে? জীবনের উপর কত 
সুচারুরূপে সেসব প্রয়োগ হয়েছে? মানব সমাজের উপর তার কী কী প্রভাব 
প্রতিফলিত হয়েছে? দু'টি প্রাচীন পরাশক্তি ও ক্ষমতাধর সভ্যতা (যারা সভ্য 
দুনিয়াকে পরস্পর ভাগ করে নিয়েছিল এবং যাদের ইতিহাস ছিল শত শত 
বছরের পুরোনো) যে যে সাম্রাজ্যের (সাসানী রাজত্‌ ও রোম সাম্রাজ্য) 
আশ্রয়ে এবং তাদের নেতৃত্ব ও দিকনির্দেশনায় পত্র-পল্পবিত হচ্ছিল আর 
মানব জীবনের উপর প্রভাব বিস্তার করছিল, তা কিভাবে ধূলিস্যাৎ হয়েছে? 
কতিপয় প্রাচীন রচনা 

ইসলামের সমাজ ব্যবস্থা, রাষ্ট্রব্যবস্থা ও এর কর্মপরিধির উপর (মান ও 
ধরনের প্রতি দৃষ্টিপাত না করে কেবল সংখ্যা ও পরিমাণের দিক থেকে) 
আমরা প্রাচীন গ্রন্থভাপ্তারে খুব কম কিতাবাদিই পাই। এ বিষয়ে ইমাম আবু 
ইউসূফ (র) (১১৩-১৮২ হি.), যিনি ছিলেন ইমাম আবম আবু হানীফা (র)- 
এর বিশিষ্ট শাগরেদ ও খেলাফতে-আব্বাসিয়ার প্রধান বিচারপতি । তার রচিত 
“কিতাবুল খিরাজ' উৎসমূলের মর্যাদা রাখে। কিন্তু এর আলোচনার পরিধি 
ইসলামী রাজত্বের আয়ের উৎস, মূলধন ও রাজস্ব ব্যবস্থা পর্যন্ত সীমাবদ্ধ । 

এ বিষয়ে সর্বপ্রথম উল্লেখযোগ্য গ্রন্থ প্রধান বিচারপতি আল্লামা আবুল 
হাসান আলী ইবনে মুহাম্মদ ইবনে হাবীব মাওয়ারদী (৩৬৪-৪৫০ হি.) 
বিরচিত “538২0 28533 50522304১০0 2৩৯৬ । এ গ্রন্থখানা মাঝারি 
আকারের ২৫৯ পৃষ্ঠায় মুদ্রিত? এর প্রধান বিষয়বস্তু ইমামত এবং এর শরয়ী 
বিধান, শর্তাবলী, প্রতিষ্ঠার রূপরেখা, এর নির্বাচিত পদসমূহ, ইমাম 
(রাষট্রপ্রধান)-এর ফর্য-ওয়াজিবসমূহ (আবশ্যকীয় দায়িতৃ-কর্তব্য), বিচারক 


Wwww.iscalibrary.com 


নিয়োগের নীতিমালা, নেতৃত্ব, দান-সদকার তত্ত্বাবধায়ন এবং রাজস্ব ও কর 
উসূল ইত্যাদির বিধি-বিধান, দণ্ডবিধি ও হিসাব প্রস্তুতি ইত্যাদির বিবরণ। 
খেলাফতে রাশেদার শুদ্ধতা ও প্রমাণ, তাদের মর্যাদা, শ্রেষ্ঠত্ব ও কৃতিত্ব 
সম্পর্কে এতে কোনও বর্ণনা নেই। 

এই বিষয়বস্তুর উপর সবচেয়ে বড় কিতাব 'আল-গিয়াছী'-এর পূর্ণ নাম 
বিভা) এনা] ৬৪ ₹১। ২০৪" । কিতাবখানার রচয়িতা ইমাম গাযালী (র)-এর 
স্বনামধন্য উত্তাদ এবং সমকালীন উত্তাদগণের উত্তাদ ইমামুল হারামাইন আবুল 
মা'আলী আবদুল মালিক আল জুওয়াইনী (৪১৯-৪৭৮ হি.)। এটি মূলতঃ 
সালজুকী সাগ্রাজ্যের বিখ্যাত বিচক্ষণ উধীর নিযামুল মুলক তৃসী (৪০৮-৪৮৫ 
হি.) (যিনি মাদরাসায়ে নিযামিয়া বাগদাদ ও নিশাপুর)-এর পরামর্শ ও 
পর্যালোচনার জন্য লিখা হয়েছে। প্রতিষ্ঠাতা যথারীতি মুলুকে আলফে আরসালান 
ও মালিক শাহ সালজুকীর উযীর এবং রাজত্বের সেনাপ্রধান ছিলেন আর 
প্রকৃতপক্ষে ছিলেন এই বিশাল সাম্রাজ্যের বরং রাজত্বের প্রধান কর্তা। উক্ত 
কিতাবখানা বস্তুতঃ ইমামতের শরয়ী বিধান, গুণ- বৈশিষ্ট্যসমূহ ও দায়িতৃ-কতর্কয 
সম্পর্কিত। এ প্রথম অংশে ইমাম ও নেতৃবর্গ, জনপ্রতিনিধি ও বিচারকদের 
গুণাবলি বর্ণনা করা হয়েছে। তাছাড়া কদাচ কোনকালে যদি কোনও ইমাম 
(রষ্্রপ্রধান) না থাকে, তখন কী করতে হবে, তা-ও আলোচনা করা হয়েছে। 
সেসঙ্গে মুফতী ও শাসকবর্ণের গুণাবলি ও মর্যাদার বিবরণ দেওয়া হয়েছে। 
তাদের অনুপস্থিতিতে উম্মতের দায়িত্ব-কর্তব্য কী হবে? যদি নেতৃত্বের আসনে 
অযোগ্য কেউ অস্ত্রের জোরে চড়ে বসে, তাহলে মুসলমানদের কী করা উচিৎ? 
সময়কাল যদি মুফতীশূন্য হয় (বা কোন সময় যদি দেশে ফাতওয়া প্রদানকারী 
লোকজন না পাওয়া যায়) তখন উম্মতের কী কর্তব্য? ইমাম শূন্যতার কারণগুলো 
কী কী? এরপর বিস্তারিতভাবে সেসব ফিকহী মাসায়েল বর্ণনা করা হয়েছে, 
যেগুলা মুফতীগণ না থাকাবস্থায় উম্মতের জন্য জানা ও তার উপর আমল করা 
প্রয়োজন। এখানে কিতাবখানা (শাফিঈ) ফিকহের কিতাব হয়ে যায়। তাতে 
খোলাফায়ে রাশেদীনের খেলাফতের শুদ্ধতা ও গুরুত্ব সম্পর্কে আলোচনা নেই। 
সেটি মূলতঃ ইমামতের শরয়ী বিধান, গুণাবলি ও দায়িতৃ-কর্তব্যের উপর 
লিখিত। কিতাবটিতে জায়গায় জায়গায় মাওয়ারদী বিরচিত 'আল-আহকামুস 
সুলতানিয়্যাহ' এর প্রতি কটাক্ষ আর এর লেখকের বিরুদ্ধে নানা প্রশ্র-আপত্তিও 
রয়েছে। 

তৃতীয় উল্লেখযোগ্য গ্রন্থ শায়খুল ইসলাম ইবনে তাইমিয়া রে) (৬৬১- 
৭২৮ হি.)-বিরচিত 2১০) 9 ০1) 0১৮৭ ই 2৮০] 2০৯ নামক 
কিতাবখানা। এই বিজ্ঞ লেখক কিতাবের ভূমিকায় সরাসরি বলে দিয়েছেন, 


Wwww.iscalibrary.com 


হযরত শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্দিসে দেহলভী (র)-এর জীবন ও কর্ম ১৭৭ 


এটি একটি সংক্ষিপ্ত কিতাব; যার মধ্যে খোদায়ী রাষ্ট্রনীতি ও নববী 
প্রতিনিধিত্র এমন কতিপয় নীতিমালা বর্ণনা করা হবে, যার থেকে রাজা- 
প্রজা (শাসক ও অধীনস্থ) কেউই অমুখাপেক্ষী নয় । কিতাবটি মূলতঃ নিম্নোক্ত 
আয়াতে কারীমার তাফসীর ও ব্যাখ্যা । যাতে আল্লাহ তাআলা বলেন, 


0০৮ ০৪১০৮০৫৯৪ Leal ভে] 2543119555 SALA 
১39৩ ০১০৭3 ০৯৯ 2১০০০০০০০০০ 5০১০1 ১০৯৯৫ 


“আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে, তোমরা আমানতগুলো 
আমানতদাতাদের কাছে অর্পণ করে দাও আর যখন তোমরা মানুষের মাঝে 
(কোন বিষয়ে) মীমাংসা করো, তখন ন্যায়ানুগভাবে (ইনসাফের সাথে) 
মীমাংসা করবে ।........ এটাই অতি মঙগলজনক। আর কতই না উত্তম তার 
প্রত্যাবর্তনস্থল। (সূরা নিসা : ৫৮-৫৯) 

কিতাবের প্রথম অংশে প্রথম অনুচ্ছেদের শিরোনাম “আল-ওয়ালানাত" 
দ্বিতীয় অনুচ্ছেদের শিরোনাম 'আল-আমওয়াল'। আর দ্বিতীয় অংশে প্রথমে 
হুদুদুল্লাহ ও হুকুকুল্লাহ সম্পর্কে, এরপর হুকুকুল ইবাদ (বান্দার অধিকার) 
সম্পর্কে বর্ণনা দেওয়া হয়েছে । কিতাবখানা কলেবরে মধ্যম আকারের ১৬৮ 
পৃষ্ঠায় লিখিত । এতেও খেলাফতে রাশেদাহ ও খোলাফায়ে রাশেদীন সম্পর্কে 
মৌলিক, যৌক্তিক ও এঁতিহাসিক বিষয়ে কোনও প্রতিবাদ করা হয়নি। যার 
ব্যাপারে কিতাবের স্বনামধন্য লেখক সনদ ও ইমামের মর্যাদার অধিকারী 
ছিলেন। তিনি যদি এদিকে মনোনিবেশ করতেন, তাহলে সেটি হত 
ইসলামের গবেষণামূলক গ্রন্থ ভাপ্তার ও আলোচ্য বিষয়ে বিরাট অমূল্য সমৃদ্ধি । 
এ বিষয়ে তার অগাধ জ্ঞান-প্রজ্ঞা ও লিখনী শক্তি “মিনহাজুস্‌ সুন্নাহ'র পাতায় 
পাতায় তার আসল কৃতিত্ব দেখিয়েছে। সেখানে তার জ্ঞানসমুদ্রের তরঙগমালা 
ও তীন্ম কলমের তেজস্বিতার যাদু পরিলক্ষিত হয়। 


ইসলামে খেলাফতের মর্যাদা ও অবস্থান 

কুরআনে কারীম ও হাদীসে নববীতে ইসলামী দাওয়াত দীনে মুহাম্মাদী 
(স) গ্রহণ এবং এর প্রতি বিশ্বাসস্থাপনকারীদের চিন্তা-ভাবনা একটি সুশৃঙ্খল ও 
এক্যবদ্ধ দল হিসেবেই করা হয়েছে। সে লক্ষ্যে উম্মত, মিল্লাত, জামাআত 
ইত্যাদি যেসব শব্দ ব্যবহার করা হয়েছে, সেগুলো সবই এ বাস্তবতার প্রতি 
ইংগিত করে। বিচক্ষণ চিন্তাবিদগণ জানেন, এ শব্দগুলো কুরআন-হাদীসের 
অভিধান ও পরিভাষায় “নিছক সংখ্যার আধিক্য ও মানুষের ভীড়'-এর মত 
বাহ্যিক অর্থ ও মর্মের জন্য ব্যবহার করা হয়নি। বিভিন্ন ধর্ম ও জাতির 
ফর্ম- ১২ Wwww.iscalibrary.com 


১৭৮ সংখামী সাধকদের ইতিহাস 


ইতিহাসে এবং গোষ্ঠী ও সভ্যতার ক্ষেত্রেও যার কোনও মূল্য ও প্রভাব নেই, 
বরং গোটা কুরআনে কারীমে কোথাও প্রাচীন উম্মতসমূহের ঘটনাবলির 
ধারাবাহিকতায় আবার কোথাও শক্তি-দুর্বলতা ও জয়-পরাজয়ের কারণগুলো 
বর্ণনায় সংখ্যাধিক্যের নিষ্ক্রিয়তা, মানবীয় ভীড়ের মূল্যহীনতা, পুণ্যবান কত 
ব্যক্তিত্বের উপস্থিতিতে বিপদ-বিপর্য়ের প্রাচুর্য, মানুষের নিষ্ঠুরতা-নির্মমতা 
এবং সত্যধর্মের পরাভবের আলোচনায় ভরা । যাতে মনে হয়, ন্যায়-ইনসাফের 
মানদণ্ড ও বিবেকের মানদণ্ড উভয়ভাবে বিক্ষিপ্ত-বিচ্ছিন্ন জনসংখ্যার (গণনায় 
যত বেশিই হোক) তেমন কোনও গুরুত্ব ও উপকারিতা নেই। 

ইসলামের দৃষ্টিতে যেসব মহান লক্ষ্য-উদ্দেশ্য রয়েছে, তনুধ্যে দাস ও 
প্রভুর মধ্যকার সম্পর্কের সংশোধন, শৃঙ্খলা বিন্যাস, এর উন্নতি ও ব্যাপৃতি, 
মানব জীবনকে তার ছাঁচে ঢেলে সাজানোর প্রচেষ্টা, জামাতের সদস্যদের 
পারস্পরিক সম্পর্কোন্নয়ন, পরিচ্ছন্নতা এবং মনোহারিতাও রয়েছে । এমন এক 
সুশৃঙ্খল, সুসজ্জিত নিরাপদ ও শান্তিপূর্ণ জীবনের জন্য রয়েছে পরিবেশ সমতল 
করার বিষয়টিও । যেখানে সৃষ্টিকর্তার প্রদত্ত ফরযসমূহ (অবশ্য পালনীয় 
নির্দেশসমূহ) ও সৃষ্টিজীবের অধিকার দু'টিই আদায় করার পূর্ণ সুযোগ এবং 
সেসব যোগ্যতা-পূর্ণতা ও উচ্চাসনে পৌঁছার পুরোপুরি অবকাশ পাওয়া যায়, 
যার যোগ্যতা মানব সনত্ত্বায় গচ্ছিত রাখা হয়েছে। সে চেষ্টা করেছে, তার 
কর্মক্ষমতা ও বুদ্ধিমত্তা যেন সেসব বিপদ-আশঙ্কার মোকাবেলা করা, সেসব 
ক্ষয়ক্ষতি থেকে আত্মরক্ষা ও সেসব বিপর্যয়-বিশৃঙ্খল বিদুরিতকরণে বিনষ্ট না 
হয়, যা কখনো বিশৃঙ্খল জীবন থেকে জন্ম নেয়, কখনো মনগড়া আইন-কানুন 
থেকে, কখনও লাগামহীনতা থেকে, সম্মান ও নেতৃত্বের মোহ থেকে। সেজন্য 
মহান আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ একটি আইন/সংবিধান, আসমানী শরীয়ত, 
আল্লাহ পাকের প্রভুতু ও প্রজ্ঞায় বিশ্বাসী একটি খেলাফত ও শাসন ব্যবস্থা 
জরুরী। খোদায়ী শরীয়তের সম্পর্ক যতদূর, তার আল্লাহর পক্ষ থেকে 
অবতীর্ণ, ভুল-ক্রুটি যুক্ত, লক্ষ্য-উদ্দেশ্য ও স্বার্থসমূহ, সাম্প্রদায়িকতা ও 
পক্ষপাতিত্ব থেকে অনেক উর্ধ্বে হওয়ার বিশ্বাস থাকা জরুরী । আর খেলাফত 
ও শাসন যতদূর বিস্তৃত তা এই শরীয়তের সঠিক ব্যাখ্যাতা ও মুখপাত্র। আর 
মানবীয় শক্তি ও ইচ্ছার শেষ পর্যন্ত অপাত্রে সাহায্য-সহযোগিতা ও 
সাম্প্রদায়িকতা, খোশামোদ এবং অসাম্য থেকে দূরে থাকা আরশ্যক। 

এসব মহান উদ্দেশ্য বাস্তবায়ন ও তার সুফল প্রকাশের জন্য প্রথম 
থেকেই শরীয়তপ্রণেতা (মুহাম্মদ স.) এমন সব হুকুম-আহকাম, হেদায়াত ও 
দিকনির্দেশনা দিয়েছেন, যার 'বিদ্যমানতায় মুসলমান এমন এক অসাধারণ 
সুশৃঙ্খল ও সুসংহত জনগোষ্ঠীর রূপ ধারণ করতে বাধ্য হয়। যা এমন এক 


Wwww.iscalibrary.com 


হযরত শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্দিসে দেহলভী (র)-এর জীবন ও কর্ম ১৭৯ 


ব্যক্তিসত্বার হুকুম ও ব্যবস্থার অনুগত- যিনি বহুবিধ বৈশিষ্ট্য তাদের থেকে 
স্বকীয়তার অধিকারী । তাদের কল্যাণ, স্বার্থ ও প্রয়োজনাদির ব্যরস্থাপক। 
তিনি একে মনোনীত করেছেন শরীয়তের প্রশস্ত ও লাবণ্যময় দিকনির্দেশনা ও 
মূলনীতির আলোকে । তিনি যদি ইমামতে কুররার আসনে তথা রাষ্ট্র ক্ষমতায় 
“অধিষ্ঠিত হয়, তবে তাকে খলীফাতুল মুসলিমীন, আমীরুল মুমিনীন বা শাসক 
বলা হবে। আর যদি তিনি তার প্রতিনিধি বা তার বিশেষ দূত হন কিংবা 
শরীয়তের বিধি-বিধান কার্যকর করা, মামলা-মোকাদ্দমা নিষ্পত্তি ও সুশৃঙ্খল 
ধর্মীয় জীবন-যাপনের জন্য মুসলমানগণ তাকে (ছোটখাট বিষয়ে ও 
স্থানীয়ভাবে) মনোনীত করে, তবে তাকে আমল বলা হবে। 

খলীফা নির্বাচন করা মূলতঃ এমন একটি দীনী ও ধর্মীয় কর্তব্য, যার 
ফলে সবচেয়ে বড় আশেকে রাসূল (স) নিবেদিতপ্রাণ বন্ধু হযরত আবু বকর 
সিদ্দীক (রা) এবং সবচেয়ে বড় প্রেমিক ও প্রাণউৎসর্গকারী সাহাবায়ে কিরাম 
(রা) (মহান আহলে বাইতসহ) এ বিষয়টির সমাধান তথা খলীফাতুল 
মুসলিমীন নির্বাচনকে নবীজীর পুতঃপবিত্র ও পুণ্যময় নূরানী দেহ সমাহিত 
করার পূর্বে অথ্াধিকার দিয়েছেন। আর সম্ভবতঃ প্রত্যেক খলীফার 
ইন্তিকালের পর এ নীতিই কার্যকর ছিল। হযরত আবু বকর (রা)-এর নির্বাচন 
দশ হিজরী থেকে নিয়ে খলীফা মুস্তাকিম বিল্লাহ আব্বাসীর শাহাদাত (৬৫৬ 
হি.) পর্যন্ত মুসলিম বিশ্ব কখনও ইসলামী খলীফা থেকে বঞ্চিত ছিল না। 
শুধুমাত্র খলীফা মুস্তারশাদ বিল্লাহ, যিনি সুলতান (শাসক) মাসউদ সালজুকীর 
হাতে ১০ রমযান ৫২৯ হিজরীতে বন্দি হয়েছিলেন, তার অনুপস্থিতি ও 
বন্দিদশার কিছুদিন তথা প্রায় তিন মাস সাতদিন মুসলিম বিশ্ব ইসলামী 
খলীফা শূন্য ছিল। কিন্তু এটি মুসলিম বিশ্বের জন্য এমন বিরল বিস্ময়কর 
অভিজ্ঞতা ও মর্মন্তদ ঘটনা ছিল, যার কারণে সে অন্ধকারাচ্ছন্ন ও বিভৎস আর 
বাগদাদ ধ্বংস-বিরান হয়ে গিয়েছিল । আল্লামা ইবনে কাছীর (র)-এর ভাষায়, 
“বাগদাদের অধিবাসীদের মাঝে প্রকাশ্য-পরোক্ষ সবদিক থেকে এক ধরনের 
ভূমিকম্প ছেয়ে যায়। সর্বসাধারণগণ মসজিদের মিম্বরগুলো পর্যন্ত ভেঙে 
ফেলে । জামাতে অংশগ্রহণও ছেড়ে দেয়। মহিলারা মাথা থেকে দোপাট্র- 
উড়না সরিয়ে মাতম করতে করতে বাইরে বেরিয়ে আসে। খলীফার 
গ্রেফতারী এবং পেরেশানী-অস্থিরতা ও তার বিপদ-বিপর্যয়ে শোক করতে 
থাকে। অন্যান্য অঞ্চলও বাগদাদের পদাঙ্ক অনুসরণ করে চলে । এরপর এই 
বিপর্যয় এত বেড়ে যায় যে, কমবেশি সব এলাকাই এতে প্রভাবিত হয়ে 
পড়ে। বাদশা সানজর এই অবস্থাদৃষ্টে তার ভ্রাতুষ্পুত্রকে উদ্ভূত অবস্থা- 
পরিস্থিতির স্পর্শকাতরতা ও গুরুত্ব সম্পর্কে অবহিত এবং সচেতন করেন। 


Wwww.iscalibrary.com 


তাকে নির্দেশ দেন, খলীফাকে পুনর্বহাল করার জন্য । বাদশা মাসউদ তার এ 
নির্দেশ পালন করেন’ 

খলীফা মুস্তা“ছিম বিল্লাহর শাহাদাতের প্রেক্ষিতে শায়খ সাদী রে), যিনি 
যে হৃদয়বিদারক ও জ্বালাময়ী মর্সিয়া গেয়েছেন, তার সারমর্ম- 


1+১২৩২১২২১২২১২৯৬- ¥ NUN IARI 


এর দ্বারা অনুভূত হয়, মুসলমান খেলাফত ও খলীফাকে কী দৃষ্টিতে দেখত 
আর মুসলিম বিশ্ব তাদের হারালে কী অনুভূতি ও ব্যাকুলতা প্রকাশ করত! 


খেলাফতের স্বয়ংসম্পূর্ণতা 

শাহ সাহেব (র) কুরআন-সুন্নাহ, ফিকহ আকাঈদ, ইলমে কালাম-দর্শন, 
জীবনচরিত ও ইতিহাসের উপর যার প্রশস্ত ও গভীর দৃষ্টি ছিল এবং 
শরীয়তের লক্ষ্য-উদ্দেশ্যসমূহের সৃক্মতা সম্পর্কে পরিজ্ঞাত ছিলেন। তিনি 
খেলাফতের এমন পূর্ণাঙ্গ সংজ্ঞা দিয়েছেন, যার থেকে উৎকৃষ্টতর সংজ্ঞা 
দেওয়া কঠিন। এ সংজ্ঞার প্রতিটি শব্দে তার অর্থ, মর্ম ও উদাহরণের এক 
অমূল্য সম্পদ গচ্ছিত রয়েছে। তিনি লিখেন, ‘খেলাফত এ জনপ্রতিনিধিত্ব ও 
সাধারণ রাজনীতির নাম, যা “দীন প্রতিষ্ঠা' এর কার্যক্রমের পূর্ণতা দানের 
জন্য অস্তিত্ব লাভ করে। এই দীন প্রতিষ্ঠার কর্মপরিধিতে ধর্মীয় জ্ঞান- 
বিদ্যাগুলো পুনজীবিত করা, ইসলামের স্তপ্তগুলো প্রতিষ্ঠা করা, জিহাদ ও তার 
আনুসঙ্গিক ব্যবস্থাপনা, যেমন- সৈন্যদেরকে সুসজ্জিতকরণ, যুদ্ধ-জিহাদে 
অংশগ্রহণকারীদের অংশসমূহ ও যুদ্ধলন্ধ সম্পদে (বা মালে গণীমতে) তাদের 
অধিকার প্রদান, বিচারব্যবস্থা কার্যকর করা, দণ্ডবিধি প্রয়োগ করা, জুলুম- 
শোষণ ও অভিযোগ নিরসন, সৎকাজের আদেশ এবং অসৎকাজের নিষেধ 
করা ইত্যাদি কর্তব্য পালন অন্তর্ভুক্ত রয়েছে। আর এসব রাসূলে কারীম (স)- 
এর প্রতিনিধিত্ব ও দিকনির্দেশনায় হতে হবে ।" 

তারপর দীন প্রতিষ্ঠার আরও ব্যাখ্যা ও সংজ্ঞা দিয়ে লিখেন, “আমরা যখন 
সমস্যাগুলো আপেক্ষিক দৃষ্টিতে দেখি, ছোটখাট বিষয়গুলো থেকে বড় বড় 
বিষয় আর বড় বড় বিষয়গুলো থেকে শুধু সকলের উপর ব্যাপৃত একটি 
মৌলিক বিষয়ের দিকে ধাবিত হই, তখন এ সিদ্ধান্তে পৌঁছতে পারি যে, সেসব 
বিষয়-সমস্যা, ক্ষুদ্র ক্ষুদ্র যৌথ সমস্যাবলি, উচু ধরনের বহু মৌলিক সমস্যার 
(যেন সবচেয়ে প্রধান সমস্যা/বিষয়) এমন একটি বাস্তবতা, যার নাম “দীন 
প্রতিষ্ঠা” যার আওতায় আরও অন্যান্য বহু প্রকার ও শ্রেণী রয়েছে। যেমন, 

Wwww.iscalibrary.com 


হযরত শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্দিস দেহলভী (র)-এর জীবন ও কর্ম ১৮১ 


ধর্মীয় জ্ঞান-বিদ্যাগুলোকে পুনর্জীবিত করা। যার মধ্যে কুরআন-সুন্নাহর 
শিক্ষাদান, ওয়া-নসীহতও রয়েছে। আল্লাহ তা“আলা ইরশাদ করেন_ 
২৫৩১৭১497৯০ 198 pela ১১৯০ (লিউ od ০০ ৯1:১১ 
০৯৯০ Ola sil ০৪ 0০155 015 এও SKY palais 
“আপনি সেই সত্ত্বা, যিনি উন্মীদের (নিরক্ষরদের) মধ্যে তাদের থেকেই 
একজন (মুহাম্মদ স.) কে নবী বানিয়ে প্রেরণ করেছেন। যিনি তাদের সম্মুখে 
আপনার আয়াত নিদর্শন)সমূহ পড়ে শোনায় আর তাদেরকে পবিত্র করে এবং 
তাদের (আল্লাহর) কিতাব (তথা কুরআন) ও জ্ঞান-প্রজ্ঞা শিক্ষা দেয়। আর 
ইতোপূর্বে তো এসব লোক সুস্পষ্ট পথভ্রষ্টতায় লিপ্ত ছিল ৷” (সূরা জু'আ-২) 


খোলাফায়ে রাশেদীনের খেলাফতের পক্ষে কুরআনিক প্রমাণ 

কিতাবের সবচেয়ে বিস্ময়কর জ্ঞানগর্ভ অংশ সেটি, যাতে শাহ সাহেব 
€র) কুরআনে কারীমের একাধিক আয়াতের মাধ্যমে খোলাফায়ে রাশেদীনের 
খেলাফতের অকাট্যতা এবং তাদের খোলাফায়ে রাশেদ (নববী খেলাফতের 
পথিকৃৎ) হওয়া, তাদের মাধ্যমে আল্লাহ পাকের ইচ্ছার পূর্ণতা দান ও 
সৃষ্টিগত বিষয়ের বাস্তবায়ন সম্পর্কে প্রমাণ পেশ করেছেন। আয়াতে 
কারীমাগুলোর এমন এমন সূক্ষ্মতা বরং সুস্পষ্ট ইংগিতসমূহের প্রতি মনোযোগ 
আকর্ষণ করেছেন, যার দ্বারা অস্পষ্টভাবে (বরং কোথাও কোথাও 
গাণিতিকভাবে) প্রতীয়মান হয় যে, এসব মহামানব ছাড়া সংশ্লিষ্ট আয়াতে 
কারীমাগ্ডলোর উদ্দেশ্য আর কেউ হতে পারে না; সেসব ভবিষ্যদ্বাণী তাদের 
সত্তা ছাড়া আর কারও উপর প্রযোজ্য হতে এবং প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন 
তাদের খেলাফতকাল ছাড়া কোনও যুগে হতে দেখা যায়নি। যদি এসব 
ব্যক্তিত্ব ও তাদের খেলাফতকে মূলসহ উপড়ে ফেলা হয়, তাহলে এঁ গুণাবলি 
কোনও পাব্রবিহীন আর এ প্রতিশ্রুতিগুলো অপূর্ণ থেকে যাবে । 

শাহ সাহেবের উদ্ধৃত আয়াতে কারীমাগুলোর এখানে উপমাস্বরূপ মাত্র 
দু'টি আয়াত চয়ন করছি। তন্মধ্যে একটি সূরা নূরের ৫৫ নং আয়াত। 
সেখানে আল্লাহ তা'আলা বলেন, 


LS nN 4৪ (8515০০৯১০৪1 5০০০ Sin lil ৯ dil ০১ 
৮০৮০ 
০০1১ ২ ০4৫ 053 25 29543 0০৯ 50৭ ৮৪৮৯ ৬৪ ০৭ 

09840 px Mh 


Wwww.iscalibrary.com 


“তোমাদের মধ্যে যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে, আল্লাহ 
তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে, তাদেরকে অবশ্যই পৃথিবীতে শাসন কর্তৃত্ব 
দান করবেন। যেমন তিনি শাসন কর্তৃত্ব দান করেছেন তাদের পূর্ববতীদেরকে 
এবং তিনি অবশ্যই সুদৃঢ় করবেন তাদের ধর্মকে, যা তিনি তাদের জন্য পছন্দ 
করেছেন এবং তাদের ভয়-ভীতির পরিবর্তে অবশ্যই তাদেরকে শান্তি দান 
করবেন, তারা আমার ইবাদত করবে এবং আমার সাথে কাউকে শরীক করবে 
না। এরপর যারা অকৃতজ্ঞ হবে, তারাই অবাধ্য । (সূরা নূর : ৫৫) 

শাহ সাহেব বলেন, এই অঙ্গীকার (তথা শাসন কর্তৃত্ব দান, পৃথিবীতে 
শক্তিশালীকরণ ও ভীতির পর নিরাপত্তা দান) সেসব লোকদের সঙ্গে করা 
হয়েছে, যারা সূরা নূর অবতীর্ণ হওয়ার সময় বিদ্যমান, ইসলাম ও নবীজীর 
সাহচর্ষে ধন্য এবং দীন-ধর্মের সাহায্য ও ক্ষমতায়নে অংশীদার ছিলেন। শাহ 
সাহেব স্পষ্ট ভাষায় লিখেছেন, এই অঙ্গীকার হযরত মু“আবিয়া (রা), বনু 
উমাইয়াহ ও বনু আব্বাসের ব্যাপারে প্রযোজ্য নয়, যারা সে সময় ইসলামে 
দীক্ষিত হয়নি অথবা মদীনায় উপস্থিত ছিল না। 

এরপর লিখেন, মুসলিম উম্মাহর এই পূর্ণ জামাতকে পৃথিবীর 
শাসনকর্তৃত্রে সম্মানে ভূষিত করা এবং তাদের সকলেই একই 
খেলাফতের মসনদে অধিষ্ঠিত হওয়া না সম্ভব আর না যুক্তিগ্রাহ্য । 
এর দ্বারা কতিপয় বিশেষ ব্যক্তিই উদ্দেশ্য নেওয়া যেতে পারে । শাহ 
বলেন, ০43৪1১০০৪] তথা ০৫০৭ ০৭> 948 অর্থাৎ তাদের মধ্যে থেকে 
একদলকে খলীফা (শাসনকর্তা) বানাব আর এর জন্য বশ্যতা ও আনুগত্য 
শর্ত। এরপর যখন সেই অঙ্গীকার বাস্তবায়িত হবে, তখন দীন-ধর্ম 
সর্বোত্তমনূপে প্রকাশ পাবে এবং তার পূর্ণ শক্তি-ক্ষমতা ও স্বাধীনতা লাভ 
হবে । এমন নয়, যেমনটি ইছনা আশারী লোকজন বলে অর্থাৎ আল্লাহর কাছে 
যে দীন পছন্দনীয়, সর্বদা সেটি গোপন ও লুকায়িত থাকে। এ কারণেই 
আহলে বাইতের ইমামগণ সবসময় গোপন বাসনার সাথে কাজ করেছেন। 
তাদের কখনও প্রকাশ্যে নিজ ধর্মের ঘোষণা দেওয়ার শক্তি-সাহস হয়নি। 

সক ০091 এ] ০৫৯১ ০৫০০৪ 

আল্লাহ তাআলা তাদের জন্য এই দীনের শক্তি ও বিজয় দান করবেন, 
যাকে তিনি তাদের জন্য মনোনীত করেছেন। 

এর দ্বারা বুঝা যায়, সেই ধর্ম.আল্লাহর পছন্দনীয় ও মনোনীত ধর্ম নয়, 
এই খিলাফতের যুগে যার ঘোষণা ও প্রকাশ করা যাবে না। 

অনুরূপভাবে বলেছেন, ১4 ০৪১ ১০৪ ০০৫১৪ তথা এই 
খেলাফতকালে (শাসনামলে) আল্লাহ তা'আলা ভয়-ভীতির পরিবেশের স্থলে 

Wwww.iscalibrary.com 


শান্তি ও নিরাপত্তার পরিবেশ তৈরী করে দিবেন। এতেও প্রমাণিত হয়, এসব 
শাসনকর্তা ও অন্যান্য মুসলমানগণ এই অঙ্গীকারে পূর্ণতা দানের সময় শাস্তি 
ও নিরাপত্তার সাথে থাকবে । না তাদের বিজাতীয় কাফিরদের কোনও ভয় 
থাকবে আর না অন্য দল, গোষ্ঠী বা শক্তির আশঙ্কা হবে । পক্ষান্তরে ফিরকায় 
ইমামিয়ার লোকজন বলে, আহলে বাইতের ইমামগণ সবসময় ভীত-সন্তরস্ 
ছিলেন। তারা তাকিয়া বা গোপন বাসনার মাধ্যমে কাজ করেছেন। তাদের 
এবং তাদের সঙ্গী-সাথীদের সব সময় মুসলমানদের দেওয়া কষ্ট-যাতনা ভোগ 
করতে হয়েছে। আর তারা লাঞ্ছনা-গঞ্জনা সহ্য করে গেছেন। আবার কখনও 
তাদের সমর্থক-সাহায্যকারী ছিল না। শাসনকর্তৃত্ব দান ও পৃথিবীতে 
শক্তিশালী করার অঙ্গীকার পূর্ণতা পেয়েছে সেসব প্রথম স্তরের মুজাহিদ এবং 
শাসন কর্তৃত্ব দান সম্পর্কিত আয়াতে কারীমা অবতীর্ণ হওয়ার সময় বিদ্যমান 
মহাপুরুষণণের মাধ্যমে ৷ তারা যদি খলীফাই না হয়ে থাকেন, তাহলে উক্ত 
অঙ্গীকারের বাস্তবায়ন বা বহিঃপ্রকাশ হয়নি। মহান আল্লাহ এসব (সংশয়- 
সন্দেহ) থেকে অনেক অনেক উপধের্ব। 

দ্বিতীয় আয়াতখানা “5১১০১ ১০ ০১১] ০৪ সূরা আল ফাতহর 
আয়াত ১৬ থেকে চয়িত। শাহ সাহেব এ আয়াতের উপর বিস্তারিত 
আলোচনা করেছেন । যার সারসংক্ষেপ নিন্নরূপ- 

রাসূলে কারীম (স) ৬ষ্ঠ হিজরীতে সাহাবায়ে কিরাম (রা)-এর এক 
বিশাল জামাতসহ তার একটি স্বপ্নের প্রেক্ষিতে উমরা পালনের উদ্দেশ্যে মক্কা 
মুকাররমার দিকে যাত্রা করলেন। ঘটনার গুরুত্ব, মক্কার অবস্থা-পরিস্থিতি ও 
কুরাইশ শত্রুদের বিরোধিতার আশঙ্কায় সাহাবায়ে কিরাম (রা) বিশাল 
জনসংখ্যায় তার সহযাত্রী হলেন। কিন্তু গ্রাম্য লোকজন ভয় ও কপটতার 
কারণে সঙ্গে গেল না। হুদাইবিয়া নামক স্থানে সংকল্প প্রত্যাহার ও 
কুরাইশদের সঙ্গে সন্ধিচুক্তির সেই এতিহাসিক ঘটনা সংঘটিত হয়, যা হাদীস 
ও ইতিহাসের গ্রন্থাবলিতে বিশদভাবে বিদ্যমান। সেখানেই এতিহাসিক 
বাই“আতে রিযওয়ান হয়েছে, যাতে অংশগ্হণকারীদেরকে আল্লাহ তা'আলা 
তার সন্তুষ্টির বিশেষ সনদ দান করেছেন এবং অদূর ভবিষ্যতের বিজয়ের 
সুসংবাদ শুনিয়েছেন। অধিকন্তু এই সূরা ফাতহেই আরও ঘোষণা দিয়েছেন, 
এই নিকটতর (ভবিষ্যত) বিষয়ে তথা (মহররম, সপ্তম হিজরীতে সংঘটিত 
খায়বার বিজয়ে) সেসব গ্রাম্য বেদুঈনদের সঙ্গে নেওয়া হবে না, যারা 
হুদাইবিয়ার মুহূর্তে উপস্থিত ছিল না এবং যারা এই বিশাল ও ভয়াবহ 
অভিযানে রাসূলুল্লাহ (সা) -এর সঙ্গ ত্যাগ করেছে। আল্লাহ তা'আলা বলেন, 


Wwww.iscalibrary.com 


058 দি Ugh WSS 5 oiled) আচ 3 CHS 05০ 
00309585505 0০400 05 INK ৩৬ 0 0 cdl 26198 0 
১১৩৪১] 05888 31935 0 9৭ 
“তোমরা যখন যুদ্ধলন্ধ ধন-সম্পদ সংগ্রহের জন্য যাবে, তখন যারা 
পশ্চাতে থেকে গিয়েছিল, তারা বলবে, আমাদেরকেও তোমাদের সঙ্গে যেতে 
দাও। তারা আল্লাহর কালাম পরিবর্তন করতে চায়। বলুন, তোমরা কখনও 
আমাদের সঙ্গে যেতে পারবে না। আল্লাহ পূর্ব থেকেই এরূপ বলে দিয়েছেন। 
তারা বলবে, বরং তোমরা আমাদের প্রতি বিদ্বেষ পোষণ করছ। অধিকন্ত 
তারা সামান্যই বোঝে ।' (সূরা ফাতহ : ১৫) 
কিন্তু পরক্ষণেই সেসব পশ্চাদপস্থীদের সম্পর্কে বলেছেন, এই নিকট 
ভবিষ্যতের বিজয়ে (খায়বার বিজয়ে) তো তোমাদের অংশগ্রহণ এবং এর 
যুদ্ধবলব্ধ সম্পদ দ্বারা :উপকৃত হওয়ার অনুমতি নেই। তবে শীঘ্রই 
তোমাদেরকে এমন লোকদের সঙ্গে যুদ্ধ করার জন্য আহবান করা হবে, 
প্রথমতঃ তারা হবে বিরাট বীরত্ব ও ক্ষমতার অধিকারী । দ্বিতীয়তঃ তাদের 
সঙ্গে হয়ত যুদ্ধ করা হবে অথবা তারা ইসলামে দীক্ষিত হয়ে যাবে। 
মাঝামাঝি কোনও বিষয় ট্যোক্স) নেই। আর এই যুদ্ধের আহবান আল্লাহর 
নিকট এত প্রিয় এবং এর আহবানকারী এমন নির্ভরযোগ্য ও অনিবার্য অনুসৃত 
হবে, যদি তোমরা তার ডাকে সাড়া দাও, দাওয়াত কবুল করো এবং তার 
হুকুম পুরোপুরি পালন করো, তাহলে আল্লাহ তা'আলা তোমাদেরকে উত্তম 
প্রতিদানে সম্মানিত করবেন। আর যদি পূর্বের মতই মুখ ফিরিয়ে নাও, তবে 
মর্মন্তদ আযাবে লিপ্ত করবেন ।” আল্লাহ তা'আলা ইরশাদ করেন, 


905290604১০ এ ef এ] ui ০1353 ০০০৫৯ ০৪ 
১৫৪19 ৮৭515155019 ০০০০৯1০৯৫97 52৯৮5 OB ০০৯১৪ 
101২০ ০০১৭ 05 
গৃহে অবস্থানকারী মরুবাসীদের বলে দিন, আগামীতে তোমরা এক 
প্রবল শক্তিধর জাতির সাথে যুদ্ধ করতে আহুত হবে। তোমরা তাদের সাথে 
যুদ্ধ করবে, যতক্ষণ না তারা মুসলমান হয়ে যায়। তখন যদি তোমরা নির্দেশ 
পালন কর, তবে আল্লাহ তোমাদেরকে উত্তম পুরষ্কার দিবেন। আর যদি 
ৃষ্টপ্রদর্শন কর, যেমন ইতোপূর্বে পৃষ্টপ্রদর্শন করেছ, তবে তিনি তোমাদেরকে 
যন্ত্রণাদায়ক শাস্তি দিবেন ৷’ (সুরা ফাতহ : ১৬) 


Wwww.iscalibrary.com 


শাহ সাহেব বলেন, ‘৬৪০১১০ ae আহত হবে) এর চাহিদা 
অনুসারে প্রতীয়মান হয় যে, অদূর ভবিষ্যতে এমন কোনও আহবানকারী 
হবে, যিনি বেদুঈন মরুচারীদেরকে (থামে বসবাসকারী যে লোকজন 
হুদাইবিয়ার সন্ধিকালে ইসলামী সেনাবাহিনীর সাথে না গিয়ে পশ্চাতে রয়ে 
গিয়েছিল) এমন এক জাতির সঙ্গে যুদ্ধ করার জন্য আহবান করবে, যাদের 
জন্য দুটি পথই খোলা থাকবে । হয়ত যুদ্ধ; নয়ত ইসলাম । (যার মিছদাক 
আরবের মুরতাদ বা ধর্মান্তরিত গোত্রসমূহই হতে পারে, যাদের থেকে ট্যাক্স 
গ্রহণ জায়েয ছিল না; হয়ত তারা যুদ্ধে মারা পড়বে নতুবা ইসলাম গ্রহণ 
করবে) আর এ চিত্র একমাত্র হযরত আবু বকর (রা)-এর খেলাফতকালে 
দেখা গেছে, যিনি আরবের মুরতাদদের সাথে যুদ্ধ করেছেন। তাদের ক্ষেত্রে 
শরয়ী বিধান এটাই ছিল। এর দ্বারা না রোমবাসী উদ্দেশ্য হতে পারে আর না 
পারস্যবাসীরা, যাদের জন্য ছিল তিনটি পথ। যুদ্ধ, ইসলাম ও কর প্রদান। 
কাজেই এর দ্বারা সরাসরি হযরত আবু বকর (রা) -এর খেলাফত প্রমাণিত 
হয়। যিনি মুরতাদদের সঙ্গে যুদ্ধ করার জন্য হযরত খালিদ বিন ওয়ালিদ 
(রা)-এর তত্বাবধানে সৈন্য প্রেরণ করেছেন আর মরুচারী বেদুঈনদেরকে যুদ্ধ 
অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। অধিকন্ত এই আহবানে সাড়া দেওয়ার 
ফলে পুরস্কার পাওয়া আর সাড়া না দেওয়ার কারণে শাস্তিযোগ্য "হওয়া 
একজন খলীফায়ে রাশেদরই বৈশিষ্ট্য ও পদমর্যাদা হতে পারে। 


কিতাবের আরেকটি মূল্যবান বিষয়বস্তু 

গ্রন্থটিতে খোলাফায়ে রাশেদীনের খেলাফতের অকাট্যতা ও বিশুদ্ধতা 
দলীল-প্রমাণ, চার খলীফার বৈশিষ্ট্য ও মর্যাদা, তাদের শাসনামলের 
কৃতিত্দমূহ এবং তাদের অসংখ্য অমূল্য বাণী ও উক্তি ছাড়াও আরও মূল্যবান 
উপকারিতা, দূর্লভ জ্ঞান-গবেষণা এবং গুরুত্বপূর্ণ বিষয়বস্তু রয়েছে, যেগুলো 
সাধারণতঃ না আকাইদ ও কালাম শাস্ত্রের কিতাবাদিতে পাওয়া যায় আর না 
কোনও ইতিহাস ও জীবনচরিত গ্রন্থে। তন্মধ্যে একটি হল, কুরুনে ছালাছাহ 
(তিন যুগ)-এর ব্যাখ্যা, খেলাফত আর রাজত্বের পার্থক্য ও তার বিশ্লেষণ, 
অকার্যকর রাষ্ট্র ও লাগামহীন শাসন ব্যবস্থার ব্যাখ্যা এবং বনী উমাইয়ার 
রাজত্ব ও লাগামহীন শাসন খেলাফত না হওয়ার সুস্পষ্ট বিবরণ রয়েছে। তার 
মতে খেলাফতে রাশেদাহ যদিও হযরত আলী মুর্তাযা রো) -এর 
(শাহাদাতের) মধ্য দিয়ে শেষ হয়ে গেছে, তদুপরি তিনি হযরত মুআবিয়া 
(রা) সম্পর্কে (তার সম্পর্কে বর্ণিত মর্যাদা ও বৈশিষ্ট্যের কারণে) কুধারণা, 
ভর্না ও অভিসম্পাত করা বেঁচে থাকার জন্য উদ্ধুদ্ধ করেন। কিন্তু এরপর 


Wwww.iscalibrary.com 


বনী মারওয়ানের শাসকদের সম্পর্কে পরিস্কার ভাষায় লিখেন- ‘যখন আব্দুল 
মালেক (ইবনে মারওয়ান) শাসন কর্তৃত্ব লাভ করে, তখন বিশৃঙ্খলা ও 
বিক্ষিপ্তাবস্থা খতম হয়ে যায়। আর যে স্বৈরশাসন সম্পর্কে রাসূলে কারীম (স) 
একাধিক হাদীসে ব্যাখ্যা দিয়েছিলেন, তা নিত্যদিনের চিত্র হয়ে যায় ৷” 

এ কিতাবের একটি বৈশিষ্ট্য ফারুকে আযম (রা) এর মতাদর্শ, তার ফাতওয়া 
ও আহকাম সম্পর্কিত তথ্য-প্রমাণ, যেগুলো উক্ত কিতাবে একত্রিক করে দেওয়া 
হয়েছে। যার ফলে পূর্ণাঙ্গ একটি ফিকহে ফারুকী হাতে এসে গেছে। 

ফিকহে ফারূকীকে স্বকীয় বৈশিষ্ট্যে উপস্থাপন এবং হযরত উমর (রা) 
এর ইজতিহাজদ ও ফাতওয়াসমূহ গ্রন্থিত করার সম্ভবতঃ এটাই প্রথম 
পদক্ষেপ ছিল। যাতে শাহ সাহেব দ্বিতীয় পর্যায়ে সূচারুরূপে আঞ্জাম 
দিয়েছেন। এ বিষয়ে অদ্যাবধি কোনও পূর্ণাঙ্গ স্বতন্ত্র গ্রন্থ রচিত হয়নি। 
বর্তমান নিকট অতীত ১৪০১ হিজরী মোতাবেক ১৯৮১ খু.) কালে ড. 
মুহাম্মদ রাওয়াস ফাল'আজী “মওসূ“আয়ে ফিকহে উমর ইবনুল খাত্তাব’ 
(হযরত উমর (রা) এর ফিকহের জ্ঞানের পরিধি, ইনসাইক্লোপিডিয়া) নামে 
একটি বিশাল বিস্তৃত গ্রন্থ সংকলন করেছেন। ঘা মাকতাবাতুল ফালাহ বা 
আল-ফালাহ প্রকাশনী, কুয়েত এর পক্ষ থেকে ছাপা হয়েছে। এ গ্রন্থ 
কলেবরে বড় সাইজের ৬৮৭ পৃষ্ঠায় সংকলিত । 

খোলাফায়ে ছালাছাহ (রা)-এর খেলাফতের প্রমাণ, তাদের মর্যাদা ও 
শ্রে্ঠতৃ, কৃতিত্ব ও খেদমতসমূহের আলোচনা এমন বিস্তারিতভাবে, যার মধ্যে 
শাহ সাহেবের চিন্তাধারা ও আগ্রহ-চেতনা সুস্পষ্ট প্রতিভাত হয় এবং যা সেই 
প্রয়োজনীয়তাকে পূরণ করেছে, যা এ যুগের চাহিদা ও কিতাব রচনার আসল 
প্রেরণা। তার আমীরুল মুমিনীন আলী মুর্তাযা রো) -এর কৃতিত্ব, শ্রেষ্ঠত্ব ও 
মর্ধাদাসমূহের বিবরণে বিচক্ষণতা ও সাবধানতার সাথে কাজ করেনি । তিনি 
তার প্রতিও পূর্ণ শ্রদ্ধা-ভক্তি, তার মর্যাদা-অধিকারের স্বীকৃতি এবং সম্মানিত 
আহলে বাইতের সঙ্গে হদ্যতা-ভালবাসার আকুলতা ও পূর্ণ উদারতার সাথে 
বর্ণনা করেছেন। তিনি হযরত আলী (রা)-এর বৈশিষ্ট্য ও কৃতিত্বের আলোচনা 
নিম্নোক্ত শব্দে শুরু করেন- 


Ab এ 03০ AI এ এ শি এনএ ও (৪৮৮৭ ১৯0 

অর্থাৎ “আমীরুল মুমিনীন, বড় বড় বীর বাহাদুরের নেতা, আল্লাহর 
শক্তিশালী সিংহ আলী ইবনে আবী তালির (রা)।" অনুরূপভাবে হযরত 
হাসান-হুসাইন বিশেষতঃ বড় দৌহিত্র সাইয়িদুনা হাসান মুজতবা (রা)-এর 


Wwww.iscalibrary.com 


হযরত শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্দিসে দেহলভী রে)-এর জীবন ও কর্ম ১৮৭ 


আলোচনা পূর্ণ শ্রদ্ধা ও মুহাব্বতের সাথে করেন। রাসূলুল্লাহ (স)-এর 
ওফাতের পরে গুরুত্বপূর্ণ ঘটনাবলির মধ্যে হযরত উসমান (রা)-এর 
শাহাদাতকে প্রথম বিপর্যয় গণ্য করেছেন। আর দ্বিতীয় বিপর্যয় হিসেবে 
রাসূলে কারীম (স)-এর কলিজার টুকরা হযরত ইমাম হুসাইন (রা)-এর 
শাহাদাতকে ধরেছেন এবং মিশকাত শরীফের এমন এমন (বোইহাকী শরীফ 
থেকে চয়িত) রিওয়ায়েতে উদ্ধৃত করেছেন, যার দ্বারা বুঝা যায়, ইমাম 
হুসাইন (রা)-এর রাসূলে কারীম (স)-এর সাথে সেই সম্পর্ক রয়েছে, যা হয় 
দেহের সাথে একটি গোশত পিণ্ডের। নবী করীম (সা.) তাকে সংবাদ 
দিয়েছিলেন, উম্মত তাকে (ইমাম হুসাইন (রা) কে) শহীদ করে দিবে। এই 
বিপর্যয়ের মধ্যে হাররার ভয়াবহ ঘটনাকেও অন্তর্ভুক্ত করেছেন। যেখানে 
নির্লজ্জ ঘটনা ঘটেছে। চরম অসম্মানী হয়েছে মদীনা নগরী ও 
মদীনাবাসীদের। শাহ সাহেব বনী উমাইয়াদের ব্যাপারে স্থানে স্থানে প্রকাশ্য 
সমালোচনা করেছেন। এভাবে গ্রন্থটিতে আহলে সুন্নাত ওয়াল জামাতের 
নিদর্শন ও গৌরবময় ভারসাম্য এবং ন্যায়ানুগতাও পুরোপুরি বিদ্যমান। 


নবীজীর ইন্তিকাল পরবর্তী পরিবর্তন ও বিপর্যয়সমূহ সনাক্তকরণ 

এ কিতাবের আরেকটি বড় বৈশিষ্ট্য হচ্ছে, এতে ইসলামের ধর্মীয় ইতিহাস, 
চিন্তাধারা ও ধর্মীয় বিগ্রব ও পরিবর্তনের সংক্ষিপ্ত একটি প্রকাশ্য চিত্রও উঠে 
এসেছে। ইসলামের রাজনৈতিক শিক্ষামূলক ইতিহাস তো অসংখ্য-অগণিত। 
কিন্তু এমন ইতিহাস কোথাও পাওয়া যায় না, যেখানে ইসলামের রাজনৈতিক ও 
সভ্যতা-সাংস্কৃতিক ইতিহাসের ক্রমধারায় নতুন চিন্তাধারা ও শিক্ষামূলক এবং 
চারিত্রিক পরিবর্তন ও বিপ্লবসমূহের চিহ্ন দেখা গেছে (চাই তা এতই হালকা ও 
সাদামাঠা হোক, যা সঠিক ইসলামী ভাবধারার জ্ঞানের কষ্টিপাথর ছাড়া 
দৃষ্টিগোচর হয় না)। বিভিন্ন কিতাবে সামান্য ভিন্ন বিষয়বস্তু পাওয়া যায়। কিন্ত 
কেউ তা নিজ আলোচনার শিরোনাম নির্ধারণ করেননি। শাহ সাহেব খায়রুল 
কুরূনের সাথে মিলিত পরবর্তী সময়ের ফিতনা, খায়রুল কুরূন ও শাররুল 
কুরূনের বিধি-বিধানের পার্থক্য এবং মৌলিক পরিবর্তনের আড়ালে সেসব 
পরোক্ষ ও চিন্তাগত পরিবর্তনসমূহের আলোচনা করেছেন, যা নবুওয়াতের এবং 
তৎপরবর্তী খায়রুল কুরূনের পরে দেখা দিয়েছে। শাহ সাহেবের ভাষায় সেসব 
আলোচনার শিরোনাম নিম্নরূপ- 

মিথ্যার প্রকাশ । তাজবীদে কুরআনের ধ্যানমগ্নিতা ও অতিরঞ্জন । পড়া ও 
তিলাওয়াতের ওপর যথেষ্ট করা আর কুরআনের প্রজ্ঞা ও ব্যুৎপত্তিতে ঘাটতি ৷ 


Wwww.iscalibrary.com 


ফিকহী মাসায়েলে সূক্মদৃষ্টি আর মাস্আলার কাল্পনিক যে রূপরেখা এখনও 
অস্তিত্ব লাভ করেনি, তা নিয়ে পূর্ব থেকেই তর্ক-বিতর্ক। মুতাশাবিহাতে 
কুরআন (সৃক্ম আয়াতে কারীমা)-এর ব্যাখ্যা দান এবং তাতে দূরবর্তী 
সম্পৃক্ততা আনয়ন। আকাইদ ও খোদায়িত্বের মাঝে নতুন নতুন প্রশ্ন সৃষ্টি 
করা। আল্লাহর নৈকট্য লাভের নিয়তে নতুন নতুন দু'আ-দরূদ ও নানা দল 
আবিষ্কার, যা বর্ণিত সুন্নাতের উপর বৃদ্ধি করে। মুস্তাহাবসমূহের এমন অনুকরণ 
ও আবশ্যকীয়করণ, যেমনটি হওয়া উচিৎ ওয়াজিবসমূহের। ফাতওয়া দানের 
ব্যাপারে সামাজিক পরামর্শ আর বুযুর্গ উলামায়ে কিরামের শরণাপন্ন হওয়ার 
ধারাবাহিকতার বিলুপ্তি । নতুন নতুন ফিরকা- কাদরিয়া, মারজিয়া ইত্যাদির 
আত্মপ্রকাশ। মুসলমানদের পারস্পরিক বিশ্বাস ও নিরাপত্তা উঠে যাওয়া । 
শাসন ক্ষমতায় এমন লোকজন অধিষ্ঠিত হওয়া, যারা শুরু থেকেই শাসন 
কর্তৃত্বের অযোগ্য কিংবা দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর লোক। আরকানে ইসলাম বা 
ইসলামের স্তম্ভসমূহ বাস্তবায়নে অলসতা ও বিশৃঙ্খলা সৃষ্টি হওয়া। 


কিতাবের মুদ্রণ ও পরিবেশন 

“্যালাতুল খফা" গ্রন্থখানা প্রথমবার মৌলভী মুহাম্মদ হাসান সিন্দীকী 
€র)-এর তত্ত্বাবধানে মুন্সী জামালুদ্দীন খান সাহেবের আদেশ ও দিক 
নির্দেশনায় ১২৮৬ হিজরী সনে বেরেলীতে সিদ্দিকী প্রকাশনীর অধীনে ছাপা 
হয়। এ সময় তিনটি সংস্করণের ব্যবস্থা হতে পারে। যার দ্বারা সংশোধন ও 
তুলনার কাজ করা হয়েছে। একটি মুন্গী সাহেবের ভূপালী সংস্করণ, দ্বিতীয়টি 
মাওলানা আহমদ হাসান আমরোহীর সংস্করণ, তৃতীয়টি মাওলানা নুরুল 
হাসান কান্ধলভীর। মনে হয় বিজ্ঞ গ্রন্থকার কিতাবের উপর পুনংদৃষ্টিদান বা 
সম্পাদনার সুযোগ পাননি । 

কিতাবের দ্বিতীয় মুদ্রণ ছাপা হয়েছে সুহাইল একাডেমী লাহোর, 
পাকিস্তানের পক্ষ থেকে ১৯৭৬ খৃ. মোতাবেক ১৩৯৬ হিজরী সনে, যা প্রথম 
মুদ্রণের অফসেট ৷ কিতাবটির আরবী অনুবাদ তৈরী হয়েছে “আল-মজলিসুল 
ইলমী ঢাবীল'-এর  তন্বাবধানে। কিন্তু আরব বিশ্বে সেটি যথাযথভাবে 
প্রকাশিত হতে পারেনি। ইমামে আহলে সুন্নাত মাওলানা আবদুশ শাকুর 
ফারুকী লাখনৌতীর (র) এর উর্দু অনুবাদ করেন, যা কিতাবের প্রথম 
অনুচ্ছেদ থেকে পঞ্চম অনুচ্ছেদ (১৫৫ পৃষ্ঠা) পর্যন্ত সন্নিবেশিত হয়েছে। এর 
নাম ৮১০৪] 2০] ০০ ৮০৮৪॥ ০২৫ রাখা হয়েছে। প্রকাশিত এ খণ্ডের 
কলেবর ৩৩৬ পৃষ্ঠা । ১৩২৯ হিজরীতে “উমদাতুল মাতাবে' লাখনৌ থেকে তা 
প্রকাশিত হয়েছে। 


Wwww.iscalibrary.com 


নবম অধ্যায় 


রাজনৈতিক বিশৃঙ্খলা এবং মোঘল শাসনের ক্রান্তিকালে 
শাহ সাহেবের বীরতৃপূর্ণ ও সাহসী কর্মকাণ্ড 


তিনটি অনভিজ্ঞ যুদ্ধবাজ শক্তি 

বক্ষমান কিতাবের দ্বিতীয় অধ্যায়ে আমি বলে এসেছি, হিজরী বার 
শতকের ভারতবর্ষ রাজনৈতিক, শাসনব্যবস্থা ও চারিত্রিক দিক থেকে বিপর্যয়- 
বিশৃঙ্খলা, অধঃপতন-অনিয়ম, অরাজকতা, লুটতরাজ, বিক্ষিপ্তাবস্থা ও 
অক্ষমতার এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছিল, যাকে কোনও সমাজ, জাতি ও 
শাসনব্যবস্থার মুমূর্যাবস্থা কিংবা নাভিশ্বাস বলা যেতে পারে । মোঘল সাম্রাজ্য 
একটি মুসলিম শাসকবংশের সুদীর্ঘ ও ক্ষমতাধর নেতৃত্বের স্মৃতিফলক 
(5yb০l বা নমুনা) হয়ে বেঁচেছিল। যার পিছনে না ছিল কোনও শক্তি- 
ক্ষমতা, না সন্তরবোধ আর না উৎসাহ-হিম্মত। বাহ্যতঃ সে সময় মোঘল 
সাম্বাজ্যই নয় বরং গোটা রাজ্যের ভাগ্য নির্ধারণকারী ছিল তিনটি অনভিজ্ঞ 
যুদ্ধবাজ শক্তি। এগুলো যথাক্রমে মারাঠী, শিখ ও জাঠ। 


মারাঠী 

যাদের তৎপরতা প্রথমে দক্ষিণাত্যেই সীমাবদ্ধ ছিল। এদের গুরুত্ব 
একটি নিয়মতান্ত্রিক সাংবিধানিক সরকারের বিরুদ্ধে এক ‘বিদ্রোহী গ্রুপ" 
(507715101২9) ও গুপ্তচোরা গেরিলাশক্তি অপেক্ষা বেশি ছিল না। সেই 
যুদ্ধবাজ নেতাদের পারস্পরিক শক্তিপরীক্ষা এবং রাজত্বের আমীর-উমারাদের 
অদৃরদর্শিতার কারণে (যারা প্রতিপক্ষকে অপমান করা কিংবা পরাজিত করার 
অভিপ্রায়ে মারাঠীদের দ্বারা কাজ নিত) ভারতব্যাপী এমন একটি বৃহৎ শক্তি 
হয়ে যায়, যে দিল্লীর সিংহাসন দখল এবং সেই শূন্যতা পূরণ করার স্বপ্ন 
দেখতে থাকে, যা মোঘল শাসকদের সামরিক শক্তির দুর্বলতা ও ব্যবস্থাপনার 
অযোগ্যতা সৃষ্টি করে দিয়েছিল। 

১৭৫৬ খৃষ্টাব্দে (১১৭০ হি.) মালিহার রাও হাওলাকর ও রঘুনাথ রাও 
উত্তর ভারতে নিজ কর্তৃত্ব প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয় এবং জাঠদের সাহায্যে ১৭৫৭ 
খৃষ্টাব্দে (১১৭১ হি.) দিল্লী আক্রমণ করে বসে। নাজীবুদ্দৌলাহকে বাধ্য হয়ে 


Wwww.iscalibrary.com 


সন্ধি করতে হয়। এরপর তারা পাঞ্জাবের পথ ধরে। যা ছিল এ গুরুত্বপূর্ণ 
যুদ্ধকবলিত এলাকার প্রবেশপথ, যেখান দিয়ে বিজেতা ভারতবর্ষে প্রবেশ 
করতে থাকেন এবং তখন পর্যন্ত যে অঞ্চল কোনও অনৈসলামিক শক্তির 
পদানত হয়নি। তারা ১৭৫৮ খুস্টাব্দে লাহোর দখল করে নেয় এবং আদীনাহ 
বেগকে নিজেদের পক্ষ থেকে পাঞ্জাবের গভর্নর নিযুক্ত করে । আদীনাহ বেগের 
মৃত্যুর পর তারা সবাজী সিন্ধীকে পাঞ্জাবের গভর্নর নিযুক্ত করে। 

সফদার জঙ্গের ইশারা ও মদদে মারাঠীরা প্রথমে (দিল্লীর শোভা বৈচিত্র্য, 
উলামা-মাশায়েখের কেন্দ্রস্থল) দোয়াবাতে প্রবেশ করে । এবার দাতাজী সিন্ধী 
১৭৫১ গৃস্টাব্দে দক্ষিণাত্য থেকে এসে গোটা হিন্দুস্তানে জয়ের ঝাণ্ডা উত্তোলন 
করে। প্রথমে রোহিলাখণ্ড ১৭৫৮ খৃস্টাব্দে ও উধ যাত্রা করে এবং সে ইচ্ছায় 
যমুনা অতিক্রম করে। ১৭৫৯ খুস্টাব্দ মোতাবেক ১১৭২ হিজরীতে যখন 
সমুদ্র অতিক্রমণের যোগ্য হয়, সেখান দিয়ে গোবিন্দ রায় বন্দিলাকে বিশ 
হাজার সৈন্যসহ রোহিলাখণ্ডে নামিয়ে দেয়। সে রাম গঙ্গা থেকে নেমে এসে 
দিল্লীর অনতিদূরে আমরোহা পর্যন্ত অঞ্চল লুট করে নেয়। 

২৪ জুন ১৭৬০ খৃস্টাব্দে &৯ যিলহজ্জ ১১৭৩ হি.) মারাঠীরা রাজধানী 
দিল্লীতে প্রবেশ করে। দূর্গরক্ষী ইয়াকুব আলী খান দুর্গকে তাদের হাতে ছেড়ে 
দেয়। ভাও দূর্ের দায়িত্বভার শঙ্কর রাওয়ের কাছে ন্যস্ত করে। সে রাজকীয় 
খাছ বিচারালয়ের রৌপ্য নির্মিত বৈচিত্র্যময় ছাদ নামিয়ে ফেলে এবং 
টাকশালে পাঠিয়ে দেয়। কুদাম শরীফ ও হযরত নিযামুদ্দীন আউলিয়ার 
দরবারে সোনা-রূপার যত আসবাবপত্র ছিল, সবই হাতিয়ে নেয়। ১০ 
নভেম্বর ১৭৬০ খৃষ্টাব্দ (১১৭৪ হি.) দ্বিতীয় শাহজাহানকে অপসারণ করে 
শাহ আলম আলী গোহার -এর যোগ্য উত্তরসূরী মির্যা জোয়ানবখতকে 
সিংহাসনে বসায়। সে স্বয়ং তৈমুরী সিংহাসনে অধিষ্ঠিত হওয়ার আকাঙ্কা 
করত। আর সে তা করতেও পারত। কিন্তু তার বিচক্ষণ সেনারা তাকে এ 
ইচ্ছা থেকে বিরত রেখেছিল । কেননা এতে সারা দেশে হৈ চৈ পড়ে যেত। 
আর প্রজা সাধারণ বাবরী সিংহাসনে কোনও মারাঠী নেতাকে উপবিষ্ট দেখে 
সহজে মেনে নিতে পারত না। সে সময় মারাঠীদের দৌরাত্ম্য ও আস্ফালন যে 
বিস্তৃতি লাভ করেছিল, তা না ইতোপূর্বে কখনও হয়েছিল আর না পরবর্তী 
কোনও সময়ে । এর উত্তর সীমান্ত ছিল প্রতিরুদ্ধ ও হিমালয় পাহাড়। দক্ষিণ 
দিকে উদীয়মান উপদ্বীপ দাক্ষিণাত্যের পিছনের অংশ অর্থাৎ সমুদ্র পর্যন্ত 
বিস্তৃত ছিল। যেসব অঞ্চল এই সীমানার মধ্যে স্বাধীন ছিল, সে তার ট্যাক্স 
আদায়কারী ছিল। তাদের কাছে অভিজ্ঞ সেনা কর্মকর্তা ছিল। ইউরোপের 
প্রশিক্ষণপ্রাপ্ত দশ হাজার সৈন্যও ছিল তাদের নিকট । পানিপতের যুদ্ধে 

Wwww.iscalibrary.com 


হযরত শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্দিসে দেহলভী (র)-এর জীবন ও কর্ম ১৯১ 


তাদের নিকট পঞ্চানন হাজার অশ্বারোহী পনের হাজার পদাতিক, দুইশ’ কামান 
(দূৰ্গ ধ্বংসকারী কামান ছাড়া) সঙ্গে ছিল। রাজপুতদের সৈন্যও তাদের সঙ্গ 
নিয়েছিল। এভাবে সব মিলিয়ে তিন লাখ যোদ্ধা তাদের পতাকাতলে ও 
নেতৃত্বাধীন ছিল। অধিকন্তু মারাঠীদের মানসিকতা বাদশাসুলভ ও 
দায়িত্ববোধসম্পন্ন ছিল না। ভারতবর্ষের এক গ্রতিহাসিকের ভাষায় “তারা 
ছিল খানিক বাদশা; খানিক লুটেরা ।' জনগণের সেবা, সৃষ্টিজীবের সহমর্মিতা, 
মানুষের জান-মাল, ইজ্জত-আক্র হেফাজতের প্রাচীন ও উত্তরাধিকারমূলক 
ধারাবাহিকতা, যো জাকজমক ও বিলাসিতার মুহূর্তগুলোতেও স্বাধীন রাজা- 
বাদশা ও শাসকদেরকে এক পর্যায়ে হেফাজত করত এবং লাগাম টেনে 
ধরত) সেসঙ্গে গৌরবোজ্জল এঁতিহাসিক পটভূমি (Back Ground) না 
থাকা এবং সুউচ্চ ও স্বচ্ছ সৃজনশীল, গঠনমূলক ও রাজনৈতিক লক্ষ্য-উদ্দেশ্য 
বিলুপ্ত হয়ে যাওয়ার কারণে, তদুপরি পৌত্তলিকতা, হিন্দু ধর্মমত ও সংস্কৃতি 
(Hindu Revivalism) পুনজীবিত করার আগ্রহ-উদ্যম তাদের মধ্যে 
আগ্রাসন, সিদ্ধান্ত গ্রহণে বা মীমাংসায় তড়িঘড়ি ও অসহিষ্ণুতার বদস্বভাব 
জন্ম দিয়েছিল লুষঠিত সম্পদ ও এর মোহ ছিল তাদের জাতীয় দুর্বলতা । 

মারাঠীদের যুদ্ধবাজিতে হিন্দু-মুসলমান সকলেই প্রভাবিত হয়ে পড়ত। 
গ্রামগুলোকে নির্বিচারে লুণ্ঠন করা, মানুষের হাত-পা, নাক-কান কেটে নেওয়া 
তাদের জন্য অস্বাভাবিক কিছু ছিল না। আক্রমণকারীদের লালসার শিকার 
হত জাতি-ধর্মের পার্থক্যবিহীন গোটা নারী সমাজ। এখানেও সব ধরনের 
সীমালজ্ৰন করে পাশবিকতা ও হিংস্র বর্বরতার প্রদর্শনী চলতে থাকে । বাংলা 
মুলুকের প্রসিদ্ধ কবি গঙ্গারাম বাঙালীদের উপর তাদের নানা আক্রমণের 
পর্যালোচনা করে এসব প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। 

পর্তুগালের লেখকগণও মারাঠীদের চরিত্র-বিধ্বংসী লোমহর্ষক কর্মকাণ্ডের 
উপর নিজেদের বিস্ময় প্রকাশ করেছেন। মারাঠীদের কর্তৃতৃ-শক্তির বিরাট 
অর্থনৈতিক প্রভাব পড়ে জনসাধারণের উপর । মাওলানা গোলাম আলী আযাদ 
বলঘারামীর উক্তি মতে- “তাদের ইচ্ছা ছিল, যতদূর তাদের সাধ্য-ক্ষমতায় 
কুলায়, তারা সৃষ্টিজীবের অর্থনৈতিক পথগুলো অবরুদ্ধ করে নিজেদের 
করায়ত্বে নিয়ে নিবে । মারাঠীরা মোঘল সাম্রাজ্যের সেসব দূর্দশাগরস্থ এলাকা 
থেকে এক-চতুর্থাংশ খাজনা উসুল করত, যারা ছিল তাদের দয়া ও 
করুণাভিখারী ৷ 

মারাহীদের আক্রমণ কেবল সামরিক স্থাপনা ও জনসাধারণের শোষণেই 
সীমাবদ্ধ ছিল না, তারা হিন্দু ধর্মমত ও সংস্কৃতির “পুনজীবন দান’ 
(Revivalism) এর উপরও ভিত্তিশীল ছিল। এই আন্দোলনের প্রধান 

Wwww.iscalibrary.com 


তার ভারত ইতিহাসে লিখেন্‌, “তাদের মানসিকতা হিন্দু (পৌত্তলিক) 
উগ্রবাদের দীক্ষা পেয়েছিল। .... এই মানসিকতায় বাধ্য হওয়ার কারণে তারা 
মুসলমান ও তাদের সভ্যতা-সংস্কৃতি -এর প্রতি চরম ঘৃণা-বিদ্বেষ আর হিন্দু 
সম্প্রদায় ও তাদের রীতিনীতির প্রতি গভীর আকর্ষণ রাখত। এই উন্নতি 
ক্রমেই বৃদ্ধি পাচ্ছিল। তাদের এই মানসিকতা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এত 
সুদৃঢ় হয়ে গিয়েছিল যে, তারা দেবদেবীর মূর্তি বানাল এবং অবতারদের 
অলৌকিকতা-কারামত ও দেবতাদের সাহায্যের দাবী করল ৷’ 

পানিপতের যুদ্ধে শেষ ফায়সালা হওয়ার পূর্বে এবং অবস্থা-পরিস্থিতির 
স্পর্শকাতরতা ভেবে তারা নবাব শুজাউদ্দৌলাহর মাধ্যমে (ইতোপূর্বে যার 
মনে মারাঠীদের ব্যাপারে নমনীয়তা ছিল) শাহ আবদালীর সঙ্গে আপস 
মীমাংসার চেষ্টা করল। শুজাউদ্দৌলাহ ক্রমাগত এসব অভিজ্ঞতা ও নিগুঢ় 
বাস্তবতার ভিত্তিতে তাদেরকে যে জবাব দিয়েছেন, তাতে মারাঠীদের জাতীয় 
চেতনা, মানসিকতা এবং তাদের বিজয়-সাফল্যের প্রভাব ও ফলাফলের 
কমৎকার এক চিত্র অঙ্কিত হয়। নবাব শুজাউদ্দৌলাহ বলেন, “দক্ষিণাত্যের 
ব্রাহ্মণ দীর্ঘকাল ধরে ভারতের উপর আধিপত্য কায়েম করে আছে। তাদের 
মাথায় লোভ-লালসার উগ্রতা এবং অঙ্গীকার ভঙ্গ ও কথার লাগামহীনতার 
কারণে এই দুঃখ-কষ্ট এসেছে দুররানী সম্রাটদের । এমন লোকদের সঙ্গে 
কেউ কি সন্ধি করবে, যারা কারও ইজ্জত-আকু ও সুখ-শাস্তির, আরাম- 
আয়েশ সহ্য করতে পারে না, সব জিনিসকেই যারা নিজের এবং স্বজাতির 
জন্য মনে করেঃ অবশেষে সবাই তাদের হাতে এমন অক্ষম হয়েছে, যার 
ফলে তারা নিজের সাফল্য-সম্মান, ইজ্জত রক্ষা, জনকল্যাণ ও সৃষ্টিসেবার 
জন্য শাহ আবদালীকে মিনতি করে রাজত্বসহ আহবান করেছেন। আর এর 
শোকাশ্রুপাতকে মারাঠীদের দুর্ভোগ থেকে সহজ মনে করেছে।” 

অবশেষে ১৪ জানুয়ারী ১৭৬১ খৃষ্টাব্দে (১১৭৪ হি.) পানিপতের যুদ্ধে 
আহমদ শাহ আবদালীর আফগান সামরিক বাহিনী, নবাব নাজীবুদ্দৌলাহর 
রোহিলা সৈন্য এবং নবাব শুজাউদ্দৌলাহর সৈন্যের সম্মিলিত শক্তির 'হাতে 
শক্তি চোখের পলকে তুলার মত উড়ে যায়।” আহমদ শাহ আবদালীর 
আগমনের কারণ ও প্রেক্ষাপট এবং তার চূড়ান্ত যুদ্ধ, যা ইতিহাসের মোড় 
ঘুরিয়ে দিয়েছে, এর আরও বিশদ বিবরণ শাহ সাহেবের নেতৃত্তপূর্ণ কৃতিত্বের 
বর্ণনায় সামনে অত্যাসন্ন । 


Wwww.iscalibrary.com 


হযরত শাহ ওয়ালী উল্লাহ মুহাদিসে দেহলভী (র)-এর জীবন ও কর্ম ১৯৩ 


শিখ পাঞ্জাবের একটি 'সাধক ধর্মীয় সম্প্রদায় । যাদের উত্থান হয়েছে 
পনের ৃস্ট শতকে গুরু বাবা নানক (১৪৬৯-১৫৩৯ বৃ.)-এর হাতে! সে 
প্রবৃত্তি দমনের সাধনা, চারিত্রিক জ্ঞান ও সততার শিক্ষা দিত। 'সিয়ারুল 
মুতাআখখিরীন' -এর বর্ণনা মতে বাবা নানক ফার্সী ও ধর্মজ্ঞানের শিক্ষা লাভ 
করেছিল বুযুর্গ সাইয়িদ হাসান থেকে । বাবা নানকের উপর তাঁর বিশেষ দৃষ্টি 
ছিল। তৃতীয় গুরু ইমর দাস শিখদের ধর্মীয় ও সামাজিক. ব্যবস্থাপনার 
ব্যাপারে সর্বপ্রথম পদক্ষেপ নেয়। বাদশা আকবরশু-তার আন্তানায় তার সাথে 
সাক্ষাত করতে গিয়েছেন এবং তাকে একটি বিরাট জায়গীর দান.করেন। সে 
আচার-ব্যবহার ও চারিত্রিক শিক্ষায় গুরু নানকের শিক্ষার প্রাণ অক্ষুণ্ন রাখে । 
আর হিন্দুদের অলীক কল্পনা পূজা বিশেষতঃ সতীদাহ প্রথার প্রকাশ্য 
বিরোধিতা করেন এবং বিধবা বিবাহের বিধান চালু করেন। আকবর ১৫৭৭ 
খৃষ্টাব্দে তাকে এক বিত্ৃর্ণ ভূ-খণ্ড দান করেন। তার যুগেই ইমর তেসার-এর 
উত্থান হয়। এভাবে শিখদের জাতীয় জীবনের জন্য একটি আধ্যাত্মিক কেন্দ্র 
তৈরী হয়ে যায়। 

১৫১৮ খৃস্টাব্দে শুরু আরজন স্বীয় পিতার স্থলাভিষিক্ত হয়। সে 
শিখদেরকে একটি জাতির মর্যাদায় সুশৃঙ্খল করার আরও অধিক প্রচেষ্টা 
চালায় এবং গ্রন্থ সংকলনের ধারাবাহিকতা চালু করে। গুরু আরজন স্বয়ং 
নিজেকে “সৎ বাদশা’ নামে অভিহিত করে। যা তার রাজনৈতিক উচ্চাকাঙ্খার 
ইংগিত দেয়। সম্রাট জাহাঙ্গীরের নির্দেশে তাকে লাহোরে বন্দি করা হয়। 
কেননা সে তার বিদ্বোহী যুবরাজ খসরুকে আর্থিক সাহায্য দিয়েছিল। 
সেখানে তাকে হত্যা করা হয়। তার স্থলাভিষিক্ত হরগোবিন্দ্‌ মাযুলী প্রতিরোধ 
ও বীধা দানের কর্মনীতি গ্রহণ করে, যার দ্বারা শিখদের সামরিক জীবনের 
সূচনা হয়। তারা দ্রুত রাজকীয় পদ গ্রহণ করে ফেলে। সে সম্রাট জাহাঙ্গীরের 
বিরুদ্ধে শত্রুতা পোষণ করত এবং স্বীয় পিতার মৃত্যুর দায়ভার তার উপর 
চাপাত | তারা হরগোবিন্দপুরে একটি মজবুত দূর্গ বানায়। সেখান থেকে দলে 


দলে বেরিয়ে এসে চিহ্নিত অঞ্চলগুলোতে লুঠতরাজ করত। জাহাঙ্গীর তাকে 
গোয়ালিয়র দূর্গে নজরবন্দি করে রাখেন। কিন্তু কিছুদিন পর মুক্ত করে দেন 
এবং তাকে বিরাট সম্মান দেন। শাহজাহান সিংহাসনে আরোহন করার সাথে 
সাথে তার মতিগতি পাল্টে যায় এবং সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে বসে 
অবশেষে সে পাহাড়ী অঞ্চলের দিকে চলে যায় এবং ১৬৪৫ খৃষ্টাব্দে 


মৃত্যুবরণ করে । 
ফর্মী- ১৩ 


Wwww.iscalibrary.com 


১৬৬৪ খৃষ্টাব্দে সম্রাট আওরঙ্গজেবের শাসনামলে হরগোবিন্দের পুত্র 
তেগ বাহাদুর গুরু নির্বাচিত হয় । সে অন্যান্য ফেরারী ও বিদ্রোহীদের আশ্রয় 
দেয়। তার. নেতৃত্ব দেশের উন্নতির পথে বাঁধা হয়ে দীড়ায়। রাষতরীয় সৈন্যরা 
তার উপর আক্রমণ করে এবং-তাকে বন্দি করে দিল্লী নিয়ে আসে । সেখানে 
তাকে স্যাট আওরঙ্গজেবের নির্দেশে ১৬৭৫ খৃষ্টাব্দে মৃত্যুদণ্ড দেওয়া হয়। 
তার মৃত্যুর. পর তার পুত্র গোবিন্দ রায়কে গুরু নিযুক্তি দেওয়া হয়। সে এই 
শিখদেরকে, -যারা প্রথমে নিছক একটি ধর্মীয় শুণকীর্তনকারী দল ছিল, 
তাঁদেরকে একটি যুদ্ধবাজ জাতি বানিয়ে দেয়। সে শিখদের মধ্যে গণতান্ত্রিক 
সাম্যের আবেগ-অনুভূতি উক্কে দেয় -এবং তাদেরকে একটি জাতিরূপে 
সংঘবদ্ধ করার তৎপরতা চালায় । আওরজজেবের ইন্তিকাল পর্যন্ত সে. বেঁচে 
ছিল। এরপর সে আওরঙ্গজেবের উত্তরসূরী বাহাদুর শাহ গুরুর সঙ্গে 
সমঝোতার চেষ্টা করে এবং তাকে দক্ষিণীত্যের সামরিক কামান দান করে 
দেয়। কিন্তু সে অক্টোবর ১৭০৮ খৃষ্টাব্দে জনৈক আফগান সৈনিকের আঘাতে 
মুমূর্ধ অবস্থায় মারা যায়। কাউকে সে তার স্থলাভিষিক্ত করে যায়নি। তার 
অনুসারীদেরকে নির্দেশ দিয়ে যায়, যেন তারা গ্রস্থকে তাদের ভবিষ্যৎ গুরু 
এবং স্রষ্টাকে নিজেদের একমাত্র রক্ষাকারী জ্ঞান করে । 

হরগোরিন্দের স্থলাভিষিক্ত হয় দাস বৈরাগী । যে শিখদের সেনা কমান্ডার 
ছিল। (প্রকৃতপক্ষে সে ছিল একজন কাশ্মীরী রাজপুত্র, যে শিখ মতবাদ 
গ্রহণ করেছি) সে পাঞ্জারে র্যাপকাকারে লুটতরাজ শুরু করে। আওরঙ্গজেবের 
মৃত্যুর পর মোঘল সাম্রাজ্যে অতি দ্রুত পতন আসতে শুরু করে। তার পুত্র ও 
পৌত্রদের মারে ক্ষমতা দখলের জন্য অব্যাহত যুদ্ধ-বিপ্লহ শুরু. হয়ে যায়। 
যার. ফলে শিখরা প্রকাশ্যে নিজেদের শক্তি বৃদ্ধির সুবর্ণ সুযোগ পেয়ে বসে। 
দাস বৈরাগী হাজার হাজার মুসলমানাকে নির্বিচারে হত্যা করে এবং গ্রামের 
পর গ্রাম হু [করতে করতে একেবারে দিল্লীর সন্নিকটে গিয়ে পৌঁছে। সে 
১৭১০. খুলা গোটা ভারতে বেপরোয়া আক্রমণ শুরু করে। হত্যা- 
হুটত্রাজের জন্য উন্ুক্তভাবে তার জাতিকে ছেড়ে দেয়। গ্রামের মানুষের 
উপুর (বয়স. ও. জাতির পার্থক্য ছাড়া) নির্বিশেষে ভয়াবহ জুলুম-নিপীড়ন 
থাকে বাহাদুর শাহ পাঞ্জাব যাত্রা করেন। সরকারী সৈন্যরা দাসকে 
জিত. করে দেয়। কিন্তু দাস পাহাড়ী অঞ্চলে চলে যায়। ফুররাখ সিয়ার 
ক্ষমতাসীন হওয়ার পর রাজনৈতিক বিশৃঙ্খলা ও রাজবংশের অন্তর্দন্থে ফায়দা 
লুটে দাস. বৈরাগী পুনরায় ত্রাস সৃষ্টির মাধ্যমে কাজ করতে শুরু করে। 
অবশেষে ১৭১৬ খৃষ্টাব্দে তাকে দিল্লীতে গ্রেফতার করে হত্যা করা হয়। 


Wwww.iscalibrary.com 


উই ন১১1২5৮৮ 
তার, নেতৃত্বে শিখ একটি সামরিক শক্তি হয়ে যায়। ফুররাখ 'দিয়ারের 
শাসনামলে, পাঞ্জাবের মোঘল গভর্নর মঈনুল মালিক (যিনি মীর মনু নামে 
অধিক প্রসিদ্ধ) ফুররাখ সিয়ারের শাস্তির কৌশল চালু রাখেন? কিন্তু: মোঘল 
সম্্রোজ্যের স্তনের গতি দ্রুততর: হয়ে গিয়েছিল। পাঞ্জাবের শাঞনর্যবস্থা 
আহমদ শাহ আবদালীর অব্যাহত. আক্রমণের কারণে বেশ দুর্বল হয়ে 
পড়েছিল । শিখদের 'পুনরুথানের.সুযোগ হয়ে যায়। তারা না-ফেবল্প. আহমদ 
শাহ্‌ 'দুররানীর পুত্র যুবরাজকে উৎখাত করতে সক্ষম হয় (যিনি: পাঞ্জাবের 
শাসক'ছিলেন এবং মির তেসারের উপর. আক্রমণ 'করে সকল মন্দির ধ্বংস 

এবং ধর্মীয়-জলাশয়কে খড়কুটোর ভরে দিয়েছিলেন) বরং লাহোরের উপর 
অস্থায়ী দখল, প্রতিষ্ঠা করেছিল। আর তার সেনা. কমান্ডার জাশা সিং 
কেল্লা নিজ নামে মুদ্রাও চালু করে বসে। কিন্তু ব্যাপক ত্রাসের মধ্য. দিয়ে 
যারাঠীদের আগমনে (১৭৫৮ খৃ.) সে লাহোর থেকে পালিয়ে যায়। আহমদ 
শাহ পঞ্চমবার পাঞ্জাব যাত্রা করেন। পানিপতের প্রসিদ্ধ সেই যুদ্ধ, যা মারাঠা 
শক্তির কোমর ভেঙে দেয়, এর পরে তিনি পাঞ্জাব ত্যাগ কুরেন। শিখরা 
পুনরায় ফিরে আসে এবং তারা তাদের হারানো রাজত্ব পুনরুদ্ধার করে নেয়। 
আহমদ শাহ আবার ফিরে আসেন এবং লোধিয়ানায় ১৭৬২ খুস্টাব্দে তিনি 
তাদেরকে শোচনীয়ভাবে পরাভূত করেন। কিন্তু চলে যাওয়ার. পর ১৭৬৩ 
ঘৃস্টাব্দে শিখরা সমগ্র ভারতকে লুটতরাজ করে বিরান করে দেয় এবং 
আরেকবার লাহোর "দখল করে স্বাধীন রাষ্ট্রের: ঘোষণা করে বসে। এরপর 
শিখ-একাধিক রাজত্ব ও দলে-উপদলে (যাদেরকে সাজাপ্রাপ্ত বলা হয়) বিভক্ত 
হয়ে যায়। তাদের কোনও প্রধান শাসক নির্দিষ্ট ছিল না এবং ধর্মমত ছাড়া 
তাদের মাঝে কোনও ব্যাপারে মিলও ছিল না। ত্রিশ বছরের এই অপরিবর্তিত 
অবস্থাচিত্রের পর: পাঞ্জাবে রঞ্জিত সিংহের ভাগ্যরবি চমকে উঠে। সে- এ 
বিচ্ছিনর্পলগ্ুলোকে একটি শক্তিশালী রাজত্বরূপে এক্যবদ্ধ-করে। 

শিখ ধর্মের মূল অবকাঠামো ছিল ' হিন্দুদের ধর্মীয় আকীদাগুলোর 
পরিশোধক 'রপমাত্রা৷ এতে কোনও সন্দেহ নেই যে, বাবা নানক ইসলামী 
শিক্ষায় প্রভাবিত ছিল । কাজেই তার তাওহীদের আকীদা, মানবজাতির: সাম্য 
এবং মূর্ভিপূজা থেকে বেঁচে থাকা ইত্যাদি ছিল ইসলামের প্রভাবের ফল। 
বিশেষতঃ আদি গ্রন্থে ফার্সী ও ইসলামী, ধর্মীয় এবং সৃফীসুলভ শন্দাবলির 
ব্যাপক সংমিশ্রণ রয়েছে। 

Wwww.iscalibrary.com 


খুবই সম্ভাবনা ছিল, এই সংস্কার আন্দোলন তারা স্বীয় মূলনীতিতে 
কঠোরভাবে প্রতিষ্ঠিত থাকত এবং হিন্দুধর্ম ও সভ্যতায় প্রবিষ্ট না হয়ে 'যেত) 
ভারতীয় সমাজে কোনও বৈপ্লবিক পরিবর্তন আনবে এবং হিন্দুদের থেকে 
সম্পূর্ণ আলাদা একটি ভিন্ন গোষ্ঠী হবে, যার মূল ভিত্তি হবে তাওহীদ 
(একতৃবাদ) ও সাম্য। আর এভাবে তারা মুসলমানদের রূপে শিখ জাতির 
আত্মপ্রকাশ ধর্মীয় দল বলে স্বীকৃত হত। কিন্তু সমকালীন শাসনব্যবস্থার সঙ্গে 
সংঘর্ষ এবং রাজনৈতিক প্রভাব ও পার প্রতিক্রিয়ার নির্দ্ ঘূর্ণিপাক, ধর্মীয় ও 


ীয় স্বার্থ পূরণের জন্য ব্যস্ত হয়ে উঠে । আর তা-ই শিখদেরকে মুসলিম 
শাসন ব্যবস্থাই নয় বরং সাধারণ মুসলমানদের থেকে দূরে, বিদ্বেষী ও 
ঘৃণাকারী এবং তাদের সঙ্গে মাথার উপর বর্শার ফলা (দা-কুমড়া) অবস্থা 
বানিয়ে দিয়েছে । বিশেষতঃ হিজরী বার শতক আর খৃস্ট আঠার শতকের 
মধ্যভাবে তাদেরকে ভারতবর্ষের বিচ্ছিননবাদী শক্তিগুলোকে আরও এক খাপ 
বৃদ্ধি এবং বড় বড় শহরের নিরাপদ শান্তিপ্রিয় নাগরিকদের জন্য একটি 
ভয়ঙ্কর ত্রাস ও আতঙ্ক সৃষ্টিকারী শক্তি পরিণত করে দেয়। তাদের শাসনামলে 
প্রায় আর মহারাজা রঞ্জিত সিংয়ের শাসমলে বিশেষভাবে মসজিদ ও 
কবরস্থানগুলোর অসম্মান হয়েছে। ইবাদত-বন্দেগীতে বাধা দেওয়া হয়েছে। 
এমন সব পরিস্থিতির উত্তব হয়েছে, যার বিবরণ আল্লামা ইকবাল নিম্নোক্ত 
পরক্তিতে দিয়েছেন, . 
Rue 
।১২১১০১৯২- 
,শিখসেনা নিয়ে. গেছে কুরআন তরবারী, 
. মরেছে এদেশের মুসলমানিত্ব ও ঈমানদারী।. 

উদ্ভূত এই. অবস্থাস্পরিস্থিতির : বিরুদ্ধে হিজরী. তের শতকের প্রায় 
মধ্যভাগে আর উনিশ খৃস্ট শতকের প্রথম তৃতীয় দশকে হযরত সাইয়িদ 
আহমদ শহীদ.(র)-(১২৪৬ হি./১৮৩৩ খৃ.) এবং মাওলানা ইসমাঈল শহীদ 
(র) (১২৪৬.হি/১৮৩০, খৃ.) “যার: শাহ ওয়ালীউল্লাহ “রে)-এর.. মহা 
বিদ্যাপীঠের শিক্ষাপ্লাপ্ত:এবং'তার-রয়োজ্যেষ্ঠ পুত্র শাহ আবদুল আযীয -(র)-. 
এর প্রশিক্ষণপ্রাপ্ত 2এই: দু'জন রঞ্জিত- সিংয়ের সামরিক শাসনের বিরুদ্ধে 
জিহাদের ঝাণ্জী উত্তোলন:.করেন । আর এর মধ্য দিয়ে সেই সুদূরপ্রসারী গভীর 
পরিকল্পনা এবং যুদ্ধের সূচনা করেন, যা ভারতবর্ষকে বিদেশী শাসন (শু 

Wwww.iscalibrary.com 


হযরত শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্দিসে দেহলভী (র)-এর জীবন ও কর্ম ১৯৭ 


পরাধীনতার শৃঙ্খল) থেকে স্বাধীনতা অর্জন, শরয়ী শাসন প্রতিষ্ঠা, মুসলিম 
সমাজের সংস্কার, সংশোধন ও পরিশুদ্ধি এবং দীনকে পুনজীবিত করার জন্য 
শুরু করেছিলেন। 

জাঠ- 

জাঠ মারাঠীদের মত না সুশৃঙ্খল কোন গোষ্ঠী ছিল আর না শিখদের মত 
কোনও ধৰ্মীয় দল ছিল। কিন্তু মোঘল সাম্রাজ্যের. দুর্বলতা, রাজনৈতিক 
বিশৃঙ্খলা এবং সাধারণ জনপদগুলোর নিয়ন্ত্রহীনতার অনুভূতি তাদের মধ্যে 
এক ধরনের প্রত্যাখ্যানমূলক ও আক্রমণাত্মক আগ্রহ সৃষ্টি করে দিয়েছিল। 
আর তারা কালক্রমে একটি নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টিকারী শক্তি হয়ে 
উঠছিল। যাদের উদ্দেশ্য রাজত্‌ প্রতিষ্ঠা এবং কোনও রাজনৈতিক বিপ্লব ছিল 
না; শুধুমাত্র গোলযোগ ও বিশৃঙ্খলাপূর্ণ পরিস্থিতি. থেকে সাময়িক ফায়দা 
হাসিল-করা। শোষণ ও অর্থনৈতিক উদ্দেশ্য পূরণ করা ছিল লক্ষ্য । 

প্রফেসর খলীক আহমদ নিযামী তার ‘শাহ ওয়ালীউল্লাহ দেহলভী (র) কে 
“রাজনৈতিক পত্রাবলি' গ্রছে লিখেন, “যমুনার দক্ষিণাঞ্চল আখা থেকে দিল্লী পর্যন্ত 
জঠিরা বসবাস করত। তাদের পূর্ব সীমানা ছিল মালতী এলাকা ।. এ অঞ্চলে 
তাদের যুদ্ধ-বিগ্রহের অবস্থা এমন ছিল যে, কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা ব্যবস্থার 
নাভিম্বীস উঠে গিয়েছিল। সরকারের উক্তিমতে দিল্লী ও আগ্রার সড়কের উপর 
এমন কাটা সহ্য করা যেত না। (811,০1-1, P- 369) 

দিল্লী থেকে আগ্রা যাতায়াতে খুব সতর্কতা অবলম্বন করতে হত। 
আজমীর হয়ে দক্ষিণাত্যে যেসব সৈন্য যেত, তাদের এই অঞ্চল দিয়েই যেতে 
হত। 

_. বাহাদুর শাহের যুগে এই সড়কের ভয়াবহ অবস্থার ধারণা “দস্তরুল 
ইনশা’ পাঠ করলে উপলব্ধি করা যায়। (দেখুন, ১৩০ পৃ.) 

"১৭১২ খৃস্টাব্দে যখন ডাচ নেতৃবৃন্দ এই অঞ্চল দিয়ে গমন করেন, তখন 
তারাও এই ুদ্ধবিগ্রহ দেখেছেন। (Later Mughas, T. P. 321) 
অতিক্রম করেছিলেন। তিনি জাঠদের শাস্তিবিনাশী কর্মকাণ্ডের আলোচনা নিজ 
ডায়েরীতে লিখেছেন ৷ (Orme Collections, p : 1694) 

শাহ জাহানের যুগে জাঠরা একবার মারাত্মক বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল। 
১০৪৭ হি. মোতাবেক ১৬৩৭ খৃস্টাব্দে মথুরার সেনানায়ক মুর্শিদ কুলী খান 
মারা গিয়েছিল তার সঙ্গে যুদ্ধ করে। 


Wwww.iscalibrary.com 


পান শপ 


স্যার ষদুন্নাথ সরকার তারীখে আওরঙ্গযের পঞ্চম খণ্ড ২৯৬ পৃষ্ঠায় 
ক তা তা 
নেতা রাজা যাম এবং রাম চেহারাহ। রাজা রামের বেআইনী 
ফর্মকাণ্ডকে আগ্রার গভর্নর খাফী খানও দমন করতে পারেনি । জাঠরা-ঈষ 
সান্তা বন্ধ করেনদেয়? অনেক এলাকা লুটতরাজ করে । আকবরের কবর লুষ্ঠন 
ফরার জন্য সেকান্দীরাহ যাত্রা করে ।.কিস্ত সেখানকার সেনাপ্রধান ছিলেন মীর 
অগ্রসর ইতে+বাঁধানপ্রদান: করেন: রাজা রাম প্রসিদ্ধ তাওরালী অফিসার 
আসগর/খানের-সকল জিনিসপত্র লৃষ্ঠন করে। অনন্তর আসগর খান জাঠদের 
সঙ্গে পড়াই করে সারা ষান। 

্চাহার গালজারে শুজান্ঈ' বা ‘চার খীরের শীথা’ রচয়িতা হরিচরণ দাসের 
আতঙ্ক ওপেরেশানীতে-র:থেকে বেরিয়ে উন্মাদ হয়ে অলিতে গলিতে ঘুরে 
কক্ুণার:উপক্রথাকে দপ্রত্যেককেই পাগলের মত বিষণ্ন, ভীত-সন্তরস্ত দেখা 
যেত ৮ হেস্তলিশিতসংহ্কারণ +৪১০ পৃ.) 

মৌলভী শ্লাক্লাউল্লাহ "সাহেব: ১৭৬৫ খৃস্টাব্দের ঘটনাবলিতে: লিখেন, 
‘আথার দুর্গে জাঠদের দখলদারিত্ব ছিল। দিল্লী থেকে একশত মাইল পর্যন্ত 
ভাঠিদের- রাজত্ব “ছিল রাজা সুরুজমল ছিল অত্যন্ত সচেতন, সেনাভিঘানে 
সুপরিচিত 19. €দল্ট জয়ে দক্ষ. । সে আগ্রা থেকে মারাঠী নেতাকে বের করে 
দেয় এঁবং মেওয়াত দখল করে নেয়। সে খুবই মজবুত চারটি দূর্গ বানায় । 
গনদিল্পীর প্রশাসনের কাছে. এমন এমন. আবেদন শুরু করে, ফলে রাজত্বের 
নামচিহুও না থাকে৷ নাজীবুদ্দৌলাহ তার নিপুণ কর্মকৌশল আর: বেলুচীদের 
সাহায্যে জাঠন্রের উপুর জয়লাভ. করেন।; রাজা সুরুজমল নাজীবুদ্দৌল্লাহর 
লড়াইয়ে দিল্লীর রাছেই মারা যায়। এরপর জাঠদের রাজত্বে অনেক যুদ্ধ- 
বিগ্রহ চলে । সুরুজমলের দুই পুত্র মারা পড়ে। তৃতীয় পুত্র রঞ্জিত সিংহ রাজা 
হয়। তার যুগে জাঠ রাজত্বে বিরাট উন্নতি হয়। যে দেশে সে শাসন করত, 
তার উত্তর পশ্চিমে ছিল আলবর আর দক্ষিণ পূর্বে আগ্রা । তার মাসিক আয় 
ছিল দুই কোটি রুপি। ষাট হাজার সৈন্য তার নিকট ছিল । 


অবস্থা 
মারাঠী, শিখ ও জাঠদের নিত্যনৈমিত্তিক আক্রমণসমূহের কারণে দিল্লী 
তার নিরাপত্তা আর প্রতিরোধের সব ধরনের শক্তি, ও যোগ্যতা হারিয়ে এমন 


Wwww.iscalibrary.com 


ফলবিহীন ও অরক্ষিত বৃক্ষ হয়ে গিয়েছিল, যার উপর চতুর্দিক থেকে হিংস্র 
বন্যরা আক্রমণ করত এবং একে পত্রপল্পব থেকে বঞ্চিত করে দিত। দিল্লীর 
অধিবাসীগণ যাদেরকে গোটা সাম্রাজ্যে না শুধু ইজ্জত-সম্মানের দৃষ্টিতে দেখা 
হত বরং শিক্ষা, ভাষা, সভ্যতা; জন্রতা, আভিজাত্য, স্বভাব-চরিত্র এবং 
রীতিনীতিতেও কষ্টিপাথর মনে করা হত, তারা আজ 'আক্রমণকারীদের- জন্য 
নিদর্শন আল্লাহর -সঙ্গে সম্পর্কহীনতা ও ভাগ্যের উপর সন্ভষ্টি) চিঠিপত্র থেকে; 
যা তারা তাদের . ভক্ত-অনুসারী ও প্রিয়জনদেরকে ' লিখেছেন, এই 
নিরাপত্তাহীনতা, অনিশ্চয়তা ও অবিশ্বাসের. অনুমান করা যায়। এখানে শাহ 
ওয়ালীউল্লাহ (র)-এর প্রসিদ্ধ সমসাময়িক এবং সিলসিলায়ে. নূরুশেবন্দিয়ায়ে 
মুজাদেদিয়ার শিরোমণি হযরত মির্যা মাযহার জানে জানা (১১১১-১১৯৫ হি.) 
এর.চিঠিপত্রের কয়েকটি উদ্ধৃতি পেশ করা হচ্ছে। তিনি একটি চিঠিতে লিখেন, 
“দিল্লীর নিত্যকার যুদ্ধ-বিশ্ৃঙ্খলা ও অনিশ্চয়তায় ভারী বিপদগ্রস্ত হয়ে পড়েছি ।' 

অপর একটি পত্রে লিখেন, “চতুর্দিক থেকে বিপদ-বিপর্যয় দিল্লীর দিকে 
ধেয়ে আসছে।” 

আরেকটি পত্রে রাজধানী দিল্লীর নিরাপত্তাহীনতা এবং . শহরবাসীর 
শোচনীয় অবস্থার. বর্ণনা দিয়ে লিখেন, 'ব্যাপক রোগ-ব্যাধি ও 
নিরাপস্তাহীনতার কারণে শহরবাসীর পেরেশানী-দুরাবস্থার কথা কতদূর লেখা 
যায়। আল্লাহ. তা'আলা.এ শহর থেকে, যা খোদায়ী ক্রোধ অবতরণের স্থান 
হয়ে যাচ্ছে- বাইরে .বের করে নিন। কেননা রাজত্বের কাজকর্মে কোনও 
আইন-শৃঙ্খলা টিকে নেই । আল্লাহ তার অনুগ্রহ করুন।" 
নাদের শাহের আক্রমণ 

শাহ সাহেব ১১৫৪. হিজরীতে হজ্জের সফর থেকে দিল্লী প্রত্যাবর্তন 
করেছিলেন।-মাপ্র পাচ বছর অতিক্রান্ত হয়েছিল, ১১৫১ হি./১৭৩৮ খৃষ্টাব্দে 
নাদের শাহ দিল্লী আক্রমণ করেন! এ আক্রমণ মোঘল সাম্রাজ্যের সুস্থ সঠিক. 
চূড়াগুলো বাকিয়ে দেয় এবং দিল্লীর মাটি উড়িয়ে দেয়। এই আক্রমণ. দিশ্পীর 
আত্মমর্ধাদীবোধসম্পন্ন শহরবাসী ও সম্লান্ত বংশগুলোর মন-মগজে এমন 
প্রভাব বিস্তার করে যে, তারা জীবন থেকে বিতৃষ্ণ, লজ্জিত এবং নিজ হাতে 
নিজের মৃত্যুর ব্যবস্থা করার জন্য প্রস্তুত ছিল। শাহ আবদুল আযীয (র)- এর 
উপদেশবাণীতে রয়েছে, তিনি. এ অবস্থার বর্ণনা প্রসঙ্গে বলেন, ‘সেই 
গণহত্যা, মান-সম্মানের মূলোৎপাটনের সময় পুরোনো দিল্লীর অভিজাত 
শ্রেণী; প্রবীণ রাজপুতদের রীতি অনুযায়ী 'জোহার" (তথা অভিজাত 


Wwww.iscalibrary.com 


[নপক 


রাজপুতদের শোচনীয় অবস্থায় পরিবার-পরিজনদেরকে তরবারীর নিচে রেখে 
স্বয়ং জ্বলন্ত অগ্নিকৃণ্ডে ঝাপ দেওয়া) এর-অকাট্যভাবে মনস্থির করে নিয়েছিল। 
এহেন পরিস্থিতিতে মুহতীরাম আব্রাজান (শাহ ওয়ালীউল্লাহ (র) 
মুসলমানদেরকে “কারবালার ঘটনা এবং সাইরিদুনা হুসাইন (রা)-এর কষ্ট- 
যাতনার কথা স্মরণ করিয়ে দিয়ে এই ইচ্ছা থেকে বিরত রাখেন। ফলে তারা 
সেসব! লোমহর্ষক- ও' কল্পনাতীত কষ্ট-যাতনা সত্তেও ধৈর্য এবং আল্লাহর 
সন্তুষ্টির পথ এহণ করে। পরিত্যাগ করে ধূলি ধূসরিত হওয়া, আত্মহত্যা ও 
আত্মহননের ইচ্ছা ।” 


প্রতিকূল ও লোমহর্ষক অবস্থায় শিক্ষাদান ও গ্রন্থ রচনায় একাগ্রতা 
মারাঠী, জাঠ, শিখ এবং নাদেরী আক্রমণের হৃদয়বিদারক দুঃখ-দূর্দশা ও 
টলটলায়মান অবস্থায় মধ্যে, যা দিল্লীকে টুকরো টুকরো করে দিয়েছিল এবং 
যখন মাঝে-মধ্যেই বাড়িঘর স্থানান্তরিত করতে হয়েছে। 'আল কাওলুল জলী’ 
থেকে জানা যায়, ১১৭৩ হিজরীতে দুররানী ফিৎনাকালে শাহ সাহেব রে) 
তার ভুক্ত-অনুসারী-খাদেমদের আবেদনে প্রিয় জন্মভূমি ছেড়ে সপরিবার ও 
শুভাকাজীগণ স্থানান্তরিত হয়ে বড়হানায় তাশরীফ রাখেন। রমাযান মাস চলে 
এলে পূর্বের নিয়ম অনুযায়ী এক চিল্লার ইতিকাফও করেন। শাহ সাহেব রে) 
শিক্ষাদান, গ্রন্থ রচনা, আল্লাহর রাহে দাওয়াত, আত্মশুদ্ধি ও সালেকের 
তরবিয়ত প্রদানের কাজ সেই সামথিকতা, সার্বজনীনতা, গুরুত্ব ও যত্নের 
সাথে করতে থাকেন, যাতে মনে হয় দিল্লীই নয়, গোটা ভারতবর্ষে ভারসাম্য 
ও শান্তিপূর্ণ অবস্থা রয়েছে। আর তিনি এক নিরাপদ স্থানে বসে জ্ঞান- 
গবেষণা, চিন্তাগত দিকনির্দেশনা, চারিত্রিক দীক্ষা দান ও জাতির 
পুনর্জাগরণের কাজে আপদমস্তক নিয়োজিত রয়েছেন। মাওলানা সাইয়িদ 
সুলাইমান নদভী (র) অত্যন্ত চমৎকার সাহিত্যালঙ্কারে এই বাস্তবতার প্রতি 
ইংগিত করেছেন । তিনি লিখেন, ‘এরূপ কম লেখকই অতিবাহিত হয়েছেন, 
যাদের রচনাবলিতে তার যুগের প্রাণ বোস্তব অবস্থা) নেই কিংবা তাতে স্থান- 
কালের প্রতিচ্ছবি আর অন্ততঃ নিজ যুগের শিক্ষাগত অবমূল্যায়ন ও 
দুরাবস্থাসমূহের বর্ণনা নেই। তবে শাহ সাহেবের রচনাবলির বৈশিষ্ট্য এমন 
যে, তার .স্থান-কালের সীমাবদ্ধতা থেকে সম্পূর্ণ মুক্ত। সংকীর্ণতা ও 
অভিযোগ, বর্ণ ও গল্প-কাহিনী থেকে একেবারে অমুখাপেক্ষী । আদৌ মনে হয় 
না যে, এসব কিতাবাদি সে যুগে লিখা হয়েছে, যখন শান্তি-নিরাপত্তা এদেশ 
থেকে ভুল অক্ষরের মতে মুছে গিয়েছিল। গোটা দেশ চুরি-ডাকাতি, 
গৃহবিবাদ, রাজনৈতিক বিশৃঙ্খলা এবং সব ধরনের বিপদ-বিপর্যয়ে আক্রান্ত 


Wwww.iscalibrary.com 


হযরত শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্দিসে দেহলভী (র)-এর জীবন ও কর্ম ২০১ 


ছিল। দিল্লীর রাজনৈতিক কেন্দ্রীয়তা নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। প্রত্যেক 
অস্ত্রধারী যোদ্ধা তার রাজত্বের স্বপ্ন দেখছিল । একদিকে শিখ, আরেকদিকে 
মারাঠী, অপরদিকে জাঠ আর রোহিলা চতুর্দিকে। দেশের মধ্যে সর্বত্রই 
গোলযোগ-বিদ্বোহ চলছিল । নাদের শাহ ও আহমদ শাহের মত সাহসী সেনা 
কমান্ডার খায়বারের দরজার পাশে দাড়িয়ে যখনই ইচ্ছা হত অন্ধের মত চলে 
আসত। আর প্লাবনের মত বেরিয়ে যেত। এরই মাঝে আল্লাহ মালুম দিল্লী 
কতবার লুষ্তিত হয়েছে আর কতবার পুনর্গঠিত হয়েছে। দিল্লীর. জ্ঞানের 
মুকুটধারীর কি যে শান্তি ও নিরাপত্তা, এই সব কিছুই তার সামনে হতে 
থাকে। কিন্তু তার না আছে মনে কোনও দুর্ভাবনা-চাঞ্চল্য, না চিন্তায় 
বিক্ষিপ্ততা, না কলমে জবরদস্তি, না ভাষায় যুগের চাপ, না. কলম দ্বারা 
অস্থিরতার বহিঃপ্রকাশ । মনে হয়, উচ্চতার যে আকাশ কিংবা ধৈর্য ও সন্তুষ্টির 
যে অসম্ভাব্যতায় ছিলেন, সে পর্যন্ত মাটির অন্ধকার পৌঁছতে পারে-না। এতে 
বুঝা যায়, প্রকৃত. আহলে ইলমের অবস্থা কত উঁচু এবং আত্মসমর্পন ও সন্তুষ্ট 
কামনাকারীদের মর্যাদা কত উপরে থাকে। 
3D ০১০৮৫ এ) Ks YI 

হ্যা, আল্লাহর স্মরণে মন-প্রাণ প্রশান্তি লাভ করে। (সূরা রাদ : ২৮) 

সঠিক ইলম-জ্ঞানের সঠিক খেদমতও যিকরুল্লাহ তথা আল্লাহকে 
স্মরণের আরেকটি রূপরেখা । কাজেই সেও যদি মনে প্রশান্তি ও আত্মায় সুখ- 
স্থিরতা অনুভব করে, তাহলে আশ্চর্যের কিছু নয়। শাহ সাহেবের রচনাবলির 
হাজার হাজার পৃষ্ঠা পড়লেও আপনাদের এতটুকু অনুভূত হবে না যে, তা 
হিজরী বার শতকের বিপর্যস্ত সময়ের ফসল । যখন প্রতিটি জিনিস অশান্তি ও 
নিরাপত্তাহীনতার শিকার ছিল। কেবল মনে হবে, (তা) জ্ঞান-প্রজ্ঞার এক 
অথৈ সমুদ্র, যা নির্বয্লে শান্তি সুখের কলকল ধ্বনিতে বয়ে চলেছে, যা স্থান- 
কালের ময়লা-আবর্জনা থেকে পবিত্র-পরিচ্ছন্ন। 
রাজনৈতিক বিশৃঙ্খলা এবং মোঘল রাজত্বে শাসনামলে মুজাহিদ ও 
বীরতৃপূর্ণ কর্মকাণ্ড 

শুধু এতটুকুই নয় যে, শাহ সাহেব বিপদ-আপদ ও দুঃখজনক 
ঘটনাপ্রবাহের এই ধুলিবালি বরং সেসবের মুষলধারা বৃষ্টির মাঝে খোলা, 
আকাশের নিচে বসে রচনা ও গবেষণা এবং শিক্ষা-দীক্ষা দানে এমনভাবে ডুবে 
ছিলেন, না বাতাসের তীব্র ঝাপটায় রচনাধীন কিতাবের কোনও পৃষ্ঠা উল্টে 
যেত, বৃষ্টির কোনও ফোটা তার কোন নকশাচিত্র মুছে দিত বরং তিনি সেসব 


Wwww.iscalibrary.com 


অবস্থা পরিরর্তন করা, এদেশে মুসলমানদের শাসন ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠা করা 
এবং একজন কর্তব্যপরায়ণ, বাস্তবপ্রিয়, শরীয়তের আহকামের. উপর 
আমলকারী, সাধারণ মানুষের ইজ্জত-সম্মান রক্ষাকারী, - বিশৃঙ্খলা ও 
অরাজকতা সৃষ্টিকারী শক্তিগুলো ধ্বংসকারী, সুদৃঢ় ও স্বচ্ছল-শান্তিপূর্ণ রাজু 
প্রতিষ্ঠার জন্যও সচেষ্ট তৎপর ছিলেন। এক্ষেত্রে তিনি এমনই নেতৃত্ব ও 
বীরত্বপূর্ণ কৃতিত্বের স্থাক্ষর রেখেছিলৈন, যা বড় থেকে বড় রাজনৈতিক 
চিন্তাবিদ আধ্ৰাম “দিতে পারত, যার রচনা-সংকলন, শিক্ষাদান ও জ্ঞান- 
গবেষণায় সাথে ন্যুনতম সম্পৃক্ততা এবং সামান্য পরিমাণ সুযোগ না হয় । 

মুজাদ্দিদ ও ইসলামের. দাঈগণ, গবেষক ও লেখকগণের মধ্যে যদি 
কারও জীবনে এই দৃষ্টিগোচর হয়, তাহলে শায়খুল ইসলাম ইবনে তাইমিয়া 
(র)-এর জীবনে যিনি-৭০০ হিজরীতে সিরিয়ার মুসলমানদেরকে রক্তখেকো 
তাতারীদের বিরুদ্ধে যুদ্ধ করার দাওয়াত দিয়েছেন এবং তাদের নড়বড়ে 
পাগুলো অটল ও সুদৃঢ় করেন। এরপর যখন সুলতানে মিসর মুহাম্মদ বিন 
কালাওয়ু সিরিয়া এসে তাতারীদের 'সঙ্গে যুদ্ধ করার ইচ্ছা মুলতবী, করেন। 
আর সিরিয়াবাসীর মধ্যে চরম বিপর্যয়-বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে, তখন তিনি 
স্বয়ং মিসর গমন .করেন এবং সুলতানকে সিরিয়া রাষ্ট্রের হেফাযত -ও 
তাতারীদের সাথে লড়াই করার জন্য উদ্বুদ্ধ করেন। জিহাদে অংশগ্রহণ করেন 
সুলতানের সঙ্গে। ফলাফলে তাতারীদের এমন শোচনীয় পরাজয় হয়, যার 
নযীর তাদের অতীত ইতিহাসে পাওয়া দুরূহ। 

শাহ সাহের (র) তার শিক্ষামূলক কর্মব্যস্ত, জীবনদান ও . সংস্কারের. 
প্রচেষ্টার সাথে এমন রাজনৈতিক প্রজ্ঞা, এমন বুদ্ধিমত্তা ও দুরদর্শিতার মাধ্যমে 
কাজ আঞ্জাম দেন, যদি. মোঘলদের মধ্যে কোনও. রকম যোগ্যতা কিংবা 
রাজন্যবর্গের.মাঝে সাহস, রাজনৈতিক চেতনা থাকত, তবে ভারতবর্ষ না 
কেবল সংকীর্ণমনা ও বিশৃজ্খলাপ্রিয় রাষ্ট্রীয় কুচত্রী দুঃসাহসীদের থেকে 
নিরাপদ হয়ে যেত বরং ইংরেজদের সেই দখলদারিত্‌ থেকেও মুক্ত হয়ে 
যেত, যেখানে খৃস্ট-উনিশ শতকের মধ্যভাগে ভারতর্বষকে দুর্বল ও শূন্য 
ময়দান পেয়ে নিজেদের পা সুদৃঢ় করে নিয়েছে। আর একে তারা না কেবল 
বৃটেন সম্রাজ্যতুক্ত করেছে বরং এর দ্বারা এমন শক্তি ও উপকরণ লাভ 
করেছে, যা পুরো বিশ্ব-রাজনীতিতে প্রভাব ফেলে প্রতিষ্ঠা করে মুসলমান ও. 
আরব দেশগুলোর নিজের কর্তৃত। শাহ সাহেবের এই চিন্তাহীনতা, সাহস ও 
অবিচলতা, উচ্চ দৃষ্টি ও দৃঢ় চিত্ততা এবং এর বিপরীতে দৈশের লোমহর্ষক 
পরিস্থিতি দেখে (যার মধ্যে না কোনও বুদ্ধিমত্তা, অন্তর্দৃষ্টি ও ধারাবাহিক 


Wwww.iscalibrary.com 


হযরত শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্দিসে দেহলভী (র)-এর জীবন ও কর্ম ২০৩ 


কর্মব্যস্ততার অবকাশ অনুভূত হয় আর:না কোনও বৈপ্লবিক অবস্থা ও পতনের 
উত্থানের আশা করা যায়।) আল্লামা ইকবালের নিম্নোক্ত কবিতা এই বাস্তব 
অবস্থার নিখুত প্রতিচ্ছবি বলেই মনে হয়। 


৯৬৯৩১৬১%এ- 
৬২১৯৩, ডং -৯। ২ ৩ 


“বাতাস যেন তীব্র গতিশীর;-কিন্তু প্রদীপ আপন স্রালায় নিশিদিন; 

‘লেই মহাপুরুষ আল্লাহ্‌ যাকে দিলেন এই মহাবিপর্যয় অনুভূতি জ্ঞান ৷” 
শাহ সাহেবের অনুভূতি: চাঞ্চল্য ' | 

শাহ সাহেব যিনি শৈশবের উপলব্ধির বয়সে আগুরঙ্গজেব "আলমগীরের 
রাজকীয় জীকজমক এবং" রাজত্বের সৌভাগ্যের প্রভাব দেখেছিলেন এবং 
ততপূর্ববর্তী (যখন মোঘল সাম্রাজ্যের ভাগ্যরবি উন্নত- এবং দাঁপট ও" সন্মান 
সুপ্রতিষ্ঠিত ছিল) ঘটনাবলি দিল্লীর বুযু্গপণ ও বংশের সম্বন্ত “লোকজনের 
মুখে শুনেছিলেন। যার কলম থেকে খেলাফত: রাশেদরি -কীর্তিগুলো-ও 
ইসলামের ইতিহাসের সোনালী যুগের আলোকোজ্জ্বল প্রতিচ্ছবি, ইসলামী 
রাজত্বের দায়িতৃ-কর্তব্য এবং তার সাথে আল্লাহর "মদদ ও" সাহায্যে বিশদ 
বিবরণ, “ইযালাতুল খফা' -এর পাতায় পাতায় প্রমাণিত হয়েছিল, তা চোখে 
মোঘল সাম্রাজ্যের পতনকাল, ফুররাখ সিয়ার ও মুহাম্মদ শাহ -এর 
শাসনামলের বিশৃঙ্খলা, অরাজকতা, চুরি-ডাকাতি, পথঘাটের নিরাপত্তাহীনতা, 
ধর্ম-জাতির বিনা পার্থক্যে রাষ্ট্রের লোকজনৈর জানমাল ও ইজ্জত-আক্রুর 
নিরাপত্তাহীনতা, মানুষের রক্তের ' খুল্যহীনতা, ইসলামী' শে'আর ও 
নিদর্শনগুলোর অবমাননা এবং মুসলমানদের (যারা ছয়শ বছর ধরে এদেশে 
রাজতু করে আসছিল) অক্ষমতা-অসহায়ত্বের দৃশ্যাবলি দেখেছেন, তখন তার 
সচেতন অনুভূতিপরায়ণ ও ব্যথাভারাক্রান্ত মন রক্তাশ্র প্রবাহিত করে । 

আর এই রক্তাশ্রুণুলো তার ক্ষুরধার কলম দ্বারা-সেসব-চিঠিপত্রের পাতায় 
লাকজনকে -লিখেছেন। এখানে' তার কয়েকটি নমুনা পেশ করা হচ্ছে। 
সমকালীন এক বাদশার নামে 'সুরুজমল জাঠের শাসনকাল ও ইসলামের 
শেষ পর্যন্ত প্রস্থে আর মিওয়াতের সীমান্ত থেকে ফিরোজাবাদ.-ও শিকওয়াবাদ 


Wwww.iscalibrary.com 


পৰ্যন্ত প্স্থে সুরুজমল দখল করে নিয়েছে। কারও সাধ্য নেই যে, সেখানে 
আযান ও নামায চালু করে” 

এ চিঠিতেই একটি আবাদ ও জনবহুল শহর .“বিয়ানাহ'-এর. পৌঢ়তু- 
পেরেশানীর উল্লেখ করে লিখেন, “যে বিয়ানাহ শহর ছিল ইসলামের প্রাচীন 
নগরী, যেখানে উলামা-মাশায়িখ সাতশত বছর ধরে বসবাস করে 
আসছিলেন, সে শহরের উপর শক্তিবলে দখল কায়েম করে মুসলমানদেরকে 
লাঞ্ছুনা-গঞ্জনার সাথে সেখান থেকে বের করে দিয়েছে।' 

লক্ষাধিক রাষ্ট্রীয় কর্মচারীদের শোচনীয়বস্থার বর্ণনা দিয়ে লিখেন, ‘যখন 
বাদশার কোষাগার রইল না, বেতন-ভাতাও স্থগিত হয়ে গেল। অবশেষে সব 
কর্মচারী বিক্ষিপ্ত হয়ে গেল৷ হাতে তুলে নিল-ভিক্ষার-ঝুঁলি। সাম্রাজ্যের নাম 
ছাড়া আর কিছুই অবশিষ্ট রইল লা।' 

মুসলমানদের বিভিন্ন শ্রেণীর অবস্থা লিখতে গিয়ে তার. কলম থেকে 
গ্রভাবময় এ বাক্য বেরিয়ে আসে, ‘সর্বোপরি, মুসলিম উম্মাহ করুণার পাত্র ।" 

নবাব নাজীবুদ্দৌলাহর নামে একটি পত্রে লিখেন, ‘ভারতের মুসলমান 
চাই সে দিল্লীর হোক কিংবা অন্য কোনও অঞ্চলেরই হোক, বহু দুঃখ-শোক 
দেখেছে। অনেকবার লুটতরাজের শিকার হয়েছে। চাকু অস্থিমজ্জা পর্যন্ত 
পৌঁছে গেছে । তারা বড়ই করুণার পাত্র । 

শাহ সাহেব বাস্তব প্রকৃতি, ঘটনাবলি এবং প্রভাবময় ও শক্তিশালী 
কারণসমূহের. উপর দৃষ্টি দিয়ে নিশ্চিত পরিণতি ও অদূর ভবিষ্যতের 
ভবিষ্যদ্বাণী এমনভাবে করতেন, যাতে যুক্তি ও বুদ্ধিমত্তার দখল নেই, নিছক 
অবস্থা-পরিস্থিতির নিরপেক্ষ ও বাস্তবধর্মী তত্তানুসন্ধান। 

“আল্লাহ না করুন, কাফির-বিজাতীয়দের অগ্রগতি যদি এভাবে চলতে 
থাকে, তবে মুসলমান ইসলামকে বিস্মৃত করে দিবে (ভুলে যাবে)। আর মাত্র 
কিছুদিনের ব্যবধানে এই মুসলিম জাতি এমন এক জাতিতে পরিণত হবে যে, 
ইসলাম ও অনৈসলামের মধ্যে পার্থক্য করতে পারবে না। 


মোঘল সম্রাট ও রাজন্যবর্গকে উপদেশ ও পরামর্শ 

শাহ সাহেব মোঘল বংশের শাসকবর্গের উত্থান-পতন.ও তার কারণসমূহ 
সম্পর্কে : গভীরভাবে . পর্যবেক্ষণ করেছেন। যেমন, সপ্তম অধ্যায়ে 
হজ্জাতুল্লাহিল বালিগা’ থেকে উদ্ধৃত বিষয়বস্তু, দ্বারা প্রকাশ পায়। মোঘল 
সাম্রাজ্য ছাড়াও তিনি অন্যান্য ইসলামী সাম্রাজ্যের ইতিহাসও গভীর দৃষ্টিতে 
পড়েছিলেন। আর তা থেকে তিনি সেই বিজ্ঞচিত ফলাফল বের করেছিলেন, 
যা কুরআনে কারীমের এমন ধারক বাহক আলেমই করতে পারেন, ঘিনি 


Wwww.iscalibrary.com 


হযরত শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্দিসে দেহলভী (র)-এর জীবন ও কর্ম ২০৫ 


আল্লাহর অলঙ্বনীয় আইন-কানুন এবং আল্লাহর নীতি সম্পর্কে ওয়াকিফহাল। 
তিনি স্পষ্ট বুঝতে পেরেছিলেন, এ বংশের স্বভাব-চরিত্র দীর্ঘ পৈত্রিক রাজত্, 
ডোগ-বিলাসের উপায়-উপকরণের সহজলভ্যতা, ব্যক্তিস্বার্থ, অনুচর ও 
সাম্রাজ্যের উপদেষ্টাদের অদূরদর্শীতার কারণে ধ্বংস হয়ে গিয়েছিল । তাদের 
দেহে শিকড় ছড়িয়ে বসেছিল নানা রোগ-জীবাণু । তিনি আরব দার্শনিক 
এঁতিহাসসিক ইবনে খালদুনের নিমোক্ত প্রজ্ঞাপূর্ণ উক্তি সম্পর্কেও বেখবর 
ছিলেন না । ইবনে খালদূন বলেছিলেন, 4&4 3 21531310513 eal 01 
যখন কোনও সাম্রাজ্য বার্ধক্যে এসে উপনীত হয়, তখন সাধারণতঃ নতুন 
করে যৌবনে পদার্পণ করা তথা জেগে উঠা সম্ভব হয় না|. 
কিন্তু সঠিক চিন্তাভাবনা, খাঁটি আকাঙ্খা ও হৃদয়স্পর্শী কথা “মানুষকে 
এমন স্থানেও-ডাগ্যপরীক্ষায় উদ্বুদ্ধ করে, যেখানে সফলতার আশা ক্ষীণ-।-যে 
পথিকের পিপাসা -প্রকট হয়ে যায়, প্রাণ হয় ওষ্ঠাগত-- জ্ঞান-বুদ্ধি,' শক্তি- 
অভিজ্ঞতা পর্যাপ্ত থাকা সত্ত্বেও পানির আশায় তার পদযুগল মরীচিকার 
তরঙ্গের দিকে অনিচ্ছায়. এগিয়ে যায়। যেন বুদ্ধি-বিরেকের আত্মবিস্মৃত খাটি 
পিপাসার নিদর্শন । কবি উরফী কত চমৎকার কথা বলেছেন," 
3৩ 
4২ 
খাটি পিপাসার ঘাটতিকে এর কারণ ভেব! 
নিজের বুদ্ধি-জ্ঞানের উপর গৌরব-কর না। 
, “যদি তোমার মন জেনে বুঝেও 
মরীচিকার বাহ্যিক চারচিক্যে ধোকা না খায়। 
কিন্তু একে-তো মানুষ, এরপর এমন এক বংশের ব্যাপার, যারা শত শত 
বছর সম্মান ও দাপটের সঙ্গে শাসন করেছিল, এক নিষ্প্রাণ ও স্থির 
মন্্ীচিকার সঙ্গে সর্বাবস্থায় বিরোধী । আর তার থেকে এ আশা করা অবান্তর 
নয় ঘে;তাদের মধ্যে ফের এমন কোন আত্মমর্যাদার: অধিকারী দৃঢ়চিত্ত ও 
রণবীর জন্ম নিতে পারে; যিনি অবস্থার মোড় ঘুরিয়ে দিবেন, এবং মুমূষ্ষপ্রায় 
রাজত্বের: জীবনে নতুন প্রাণ সঞ্চার করবেন। শাহ সাহেব-€র) ছিলেন তার 
যুগের কুরআনে কারীমের. বড় মর্মজ্ঞ ও ডুবুরী ৷ তার সম্মুখে ছিল কুরআনে 
কারীমেরনিম্নোক্ত আয়াত, 
cult সা 295 cd তে ০ জিও ও AMS 
০১৯ ০৮৯ ৪ 0৭ 33523 ০৬৯ ০৭ ০০ ৫১ 
Wwww.iscalibrary.com 


পিপি 


“আপনিই রাতকে দিনে প্রবিষ্ট করান আর দিনকে করান রাতে এবং 
আপনি নিষ্প্াণ-মৃত থেকে প্রাণী আর প্রাণী থেকে নিষ্প্রাণ সৃষ্টি করেন। আর 
আপনি যাকে খুশি-বিনা হিসেবে (অফুরম্ত)-রিষিক দান করেন ।* (সূরা আলে 
ইমরান- ২৭) 

'লে মতে. শাহ সাহেব রে) মুআলা দুর্গের অবস্থাবলি ভালভাবে জানার 
পরও সমকালীন এক মোঘল সম্রাটকে পত্র লিখেন। উক্ত পত্রে তাকে. অবস্থার 
সংশোধন, উন্নতি, সাম্রাজ্যের শক্তি বৃদ্ধি এবং আল্লাহর রহমত ও সাহাব্যকে 
নিজের প্রতি: ধারিতণকরার জন্য এমন-প্রজ্ঞাপূর্ণ ও বিজ্ঞচিত পরামর্শ প্রদান 
করেন, যা তার উচ্চস্তরের: ধর্মীয় কল্যাণ, ইতিহাস, রাজনীতি ও রাষ্ট্রব্যবস্থার 
অনুগহ-অনুকম্পায় আমল করুন; তাহলে স্াজত্বের কর্মকাণ্ডের শক্তি, শাসন 
কর্তৃতে স্থায়িত্ব এবহ-ইঙ্জত সম্মানের উন্নতি প্রকাশ পাবে। জনৈক কবি 
বলেন; 


অসুখ সৰ ব২3০৯৩- 


“অর্থাৎ আমাকে আয়নার পিছনে তোতা পাখির মতো রেখেছেন। অনাদি 
শিক্ষক যা কিছু বলেন, আমি তা-ই বলি ৷’ 

তৎকালীন সম্রাট, তার মন্ত্রী ও রাজন্যবর্গের উদ্দেশ্যে লিখিত সে পত্রে 
এমন কিছু বিজ্ঞচিত ক্লাজনৈতিক ও ব্যবস্থাপনামূলক পরামর্শ, যা ছাড়া 
রাজত্বের স্থায়িত্ব: প্রজাদের ব্যাপক কল্যাণ এবং মানুষের আস্থা-বিশ্বাস বহাল 
থাকতে পারে না প্রভৃতি জরুরী বিষয় উদ্ধৃত- করার পর অবশেষে আরও 
লিখেন, বিচারক/ও 'হিসীবরক্ষক?এমন' লোককে বানাতে হবে, যার উপর ঘুষ 
গ্রহণের অপবাদ লাগেনি এবং সে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী । 
তাছাড়া মসজিদের ইমামদেরকে উত্তমরূপে বেতন-ভাতা দিতে হবে। নামীয 
যথারীতি জামাতে গড়ায় তাগিদ দিতে হবো পূর্ণ গুরুত্বের সাথে ঘোষণা 
করে দিতে হবে, যেন রমযান" মাসের অবমাননা না হয়। শেষ কথা হল, 
ইসলামের বাদশা ও সম্মানিত শাসকরর্গ যেন নাজায়েয, অবৈধ ভোগ-বিলাসে ' 
লিপ্ত মা হোন, অতীতের গুনাহগুলোর জন্য খাঁটি মনে তাওবা করবেন এবং 
ভবিষ্যতে সকল গুনাহ ও পাপাচার থেকে বেঁচে থাকবেন। যদি এসব কথার 
উপর আমল করা হয়, তবে আমার বিশ্বাস, সাম্রাজ্যের স্থায়িত্ব," গাইবী 
সাহায্য-শক্তি এবং আল্লাহর মদদ সহজলভ্য হবে।. 435 BUY 959 


Wwww.iscalibrary.com 


এভাবে, দাহ সাহেব সেই সুমহান কর্তব্য পালন করে ফেলেন, যা একজন 
উত্তম আলেমে দীন, কুরআন ও হাদীস বিশারদ এবং সময়ের মুজাদ্দিদ ও 
সংক্ষারকের করা উচিৎ। ঘিনি তার দায়িতৃ-কর্তব্য সম্পর্কে সচেতন এবং 
সেসব বিপদাশঙ্কা সম্পর্কে জ্ঞাত; যা কেবল শাসক গোষ্ঠীর মাথার-উপরই 
নয়; সম দেশবাসীর কাঁধে উপর উন্মুক্ত তরবারীর মৃত ঝুলছিল। শাহ 
সাহেব তার পূর্বসূরীদের অনুসরণ এরং-উম্মতের বুযুর্গদের রীতি অনুযায়ী 
রাজদরবারের সঙ্গে সরাসরি: কোনও সম্পর্ক রাখেননি ।- নিজের দারিদ্রের 
চাটাইয়ের উপর থাকতেই স্বাদ পেতেন। কিন্তু খাজা নিযামুদ্দীন আউলিয়া 
এবং উত্তরসূরী হযরত সাইয়িদ নাসীরন্দীন চেরাগে দিহলী (র)-এর মত তার 
অন্তর সমকালীন রাজত্ব ও এর সঠিক নেতৃত্বের জন্য দু'আয় মগ্ন ছিল। আর 
যারা এই -শিক্ষা ও আধ্যাত্মিক কেন্দ্রের সাথে সম্পর্ক রাখতেন, তিনি 
তাদেরকে মুখে-কলমে সঠিক পরামর্শ দানের কোনও প্রকার কৃপণতা ও 
লীিরাদার না কাজ রানা একবার এমনও হয়েছে যে, বাদশা 

স্বয়ং আকস্মিক শাহ সাহেবের খেদমতে এসে হাযির হন এবং দু'আর দরখাস্ত 
১37১১ ইরশাদের অধিকারী মুরীদ 
এবং আত্মীয় ভাই শাহ মুহম্মদ আশেক ফুলতী (র) কে একটি পত্রে লিখেন, 

্প্ দিন বাদশা হযরত নিযামুদ্দীন আউলিয়া. এবং অন্যান্য 
গরীরখানায় এ্রসে. উপস্থিত হন। অধমের মোটেও জানা ছিল না। মসজিদে 
চাটাইগুলোর উপর এসে বসে পড়লেন। বাদশাকে অন্তত এতটুকু সম্মান 
জানানো. আবশ্যক হয়ে পড়েছিল, অধম যে জায়নামাযে বসে এবং নামায 
আদায় কর, সেটিকে এমনভাবে বিছিয়ে দেওয়া হয় তার এক প্রান্তে অধম 
বসে আর অপর প্রান্তে বসেন বাদশা । বাদশা প্রথমে অত্যন্ত সম্মানের সাথে 
মুসাফাহী- করলেন।. এরপর বললেন, আমি দীর্ঘদিন থেকে আপনার 
সাক্ষাতের আকাঙ্কী ছিলাম। কিন্তু আজ এই যুবকের রাহবরীতে এখানে 
এসে পৌঁছেছি? ইংগিত করলেন উষীরের প্রতি। এরপর. বললেন, কুফরের 
প্রবলতা আর প্রজাদের -বিচ্ছিন্রতা-বিক্ষিত্ততা- এমন পর্যায়ে পৌঁছে গেছে, যা 
সকলেই অবগত। কাজেই আমার তো নিদ্রা, পানাহার কঠিন-ও তিক্ত হয়ে 
গেছে। এ. ব্যাপারে আপনার কাছে দু'আর . দরখাস্ত । আমি বললাম, 
ইতোপূর্বেও আমি দু'আ করতাম । আর এখন তো ইনশাআল্লাহ আরও বেশি 
দু'আয় মগ্ন থাকব । 


Wwww.iscalibrary.com 


ইত্যাবসরে উর আমাকে বললেন, হযরত! বাদশা পাচ ওয়াক্ত নামাযই 
অত্যন্ত যতুসহকারে আদায় করেন। আমি বললাম, আলহামদুলিল্লাহ! এটা 
এমন একটি কথা; যা দীর্ঘকাল পর শোনা যাচ্ছে। নতুবা নিকট অতীতের 
বাদশাগণের কারও মধ্যে এ নামাযের গুরুত্ব ও যত্ন ছিল বলে শোনা যায়নি ৷! 

অবশেষে শাহ সাহেব -বাদশাফে হযরত আবু বকর (রা)-এর সেই 
অসীয়ত শোনান, যা তিনি- হযরত উমর (রা) কে খলীফা বানানোর সময় 
বলেছিলেন, 'খলীফাকেও আশ্চর্য আশ্চর্য সমস্যাবলির সম্মুখীন হতে হয়। 
কখনও দীনের শত্রুদের: পক্ষ থেকে-আবার কখনও: সমর্থক-সহযোগীদের 
পক্ষ: থেকেও। এসব সমস্যা সমাধান কেবল একটিই অর্থাৎ আল্লাহর 
সন্তুষ্টিকে নিজের মূখ্য উদ্দেশ্য বানিয়ে মহান আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা 
করতে হবে; আর-এর অন্যথা থেকে দৃষ্টি সম্পূর্ণ সরিয়ে নিতে হবে|: 

শায়খ মুহাম্মদ আশেক (র)-এর নামে আরেকটি পত্রে লিখেন, “বাদশা ও 
তার মতা এসেছিলেন। বাদশাহর আগমনের উদ্দেশ্য: ছিল, অকৃত্রিমভাবে 
কিছুক্ষণ অবস্থান করা । প্রায় তিন চার ঘণ্টা তিনি সেখানে বসেন আহারও 

কিন্ত বলাবাহুল্য যে, শীসক' গোষ্ঠীর পতন, সুদীর্ঘ পৈতৃক রাজত্বের 
প্রভাব এবং বাইরের বিরোধিতা ও ষড়যন্ত্র. এমন চরম পর্যায়ে পৌঁছে 
গিয়েছিল যে, কোনও বড় থেকে বড়-সংকল্পচিত্ত আওরঙ্গ উত্তরসূরীও একাকী 
এই পতনকে নবজাগরণে, দুর্বলতাকে নতুন শক্তি ও ক্ষমতায় বদলে দিয়ে 
গোটা রাজ্যের সবক্ষেত্রে বিপ্রব আনতে পারত না। ইতিহাস সাক্ষ্য, যখন 
কোনও সাম্রাজ্যের পতন-তার চরম সীমায় পৌঁছে যায় এবং নানা বিদ্রোহ, 
বিরোধিতা ও ষড়যন্ত্রের সুরঙ্গ সাম্রাজ্যকে বারুদের মত উড়িয়ে দেওয়ার জন্য 
প্রস্তুত হয়, তখন বড় থেকে বড় দৃঢ়চিত্ত, পরিশ্রমী, কষ্টসহিষ্ণু এবং 
যোগ্যতাসম্পন্ন বাদশাও সাম্রাজ্যের ভগ্ন দেহে নতুন করে প্রাণ সঞ্চারে ব্যর্থ 
হয়ে পড়ত। একাধিকবার এমন হয়েছে, শাসকগোষ্ঠীর শেষ ব্যক্তি তার 
করার জন্য নিবেদিতপ্রাণ সংগ্রাম করেছেন। কিন্তু সফলকাম হতে পারেননি । 

মারওয়ান বংশের এবং বনী উমাইয়ার সাগ্রাজ্যের' শেষকালে মারওয়ান 
বিন: মুহাম্মদ ওরফে 'মারওয়ান আল হিমার (মৃত্যু ১৩২ হি.), আব্রাসীয় 
খলীফাদের বংশের শেষ শাসক মুস্তাছিম বিল্লাহ (মৃত্যু ৬৫৬ হি) আর এক 
সময়ের তৈমুর বংশের শেষ শাসক আবু যুফার বাহাদুর শাহ (মৃত্যু ১২৭৯ 


Wwww.iscalibrary.com 


হি/১৮৬২ খৃ.) এরই কয়েকটি উপমা । কাজেই শাহ সাহেবের মত অন্ত 
দৃষ্টিসম্পন্ন সংস্কারক, দূরদর্শী এতিহাসিক ও ঈমানী শক্তির ধারকের জন্য 
নামসৰ্বস্ব মোঘল শাসকগোষ্ঠী ও তাদের রাজন্যবর্গের সাথে সম্পর্ক তৈরী, 
তাদের ভেতর জাতীয় মূল্যবোধ ও ধর্মীয় আত্মসম্রমবোধ জাগ্তত করা, 
বিপর্যস্ত অবস্থা-পরিস্থিতি আর বিশৃঙ্খলা ও বিচ্ছিন্নতা সৃষ্টিকারী শক্তিগুলোর 
সাথে পাঞ্জা লড়ার উৎসাহ দান ও প্রস্তুত করার উপর না থামা জরুরী ছিল। 
শাহ সাহেব (র) দরবারী উমারাদের সংকীর্ণ পরিষদ থেকে বাইরে বেরিয়ে 
সেসব আমীর-উমারা, যুদ্ধাংদেহী . সেনা কমান্ডার এবং উচ্চ সাহসী 
নেতৃবৃন্দের কাছে চিঠিপত্র প্রেরণ করেন, যাদের ভূমিতে ধর্মীয় মূল্যবোধ ও 
জাতীয় সম্মানের কোনও চাপা দেওয়া অগ্রিক্ষুলিঙ্গ তার দৃষ্টিগোচর হয়েছে। 
তন্মধ্যে এসব রাজন্যবর্গ ও নেতৃবৃন্দ ছিলেন- উমীর মামলাকাভ আসিফ 
জাহ, নবাব ফিরায জঙ্গ নিযামুল মালিক আহমদ শাহী, ইমাদুল মালিক 
উষীর, তাজ মুহাম্মদ খান বেলচী, নবাব মাজদুদ্দৌলাহ বাহাদুর, নবাব 
উবায়দুল্লাহ খান কাশ্ীরী, মিয়া নিয়াযগুল খান, সাইয়িদ আহমদ রোহীলাহ। 

কিন্তু শাহ সাহেব (র)-এর (ঈমানী শক্তি ও ইলহামে রব্বানী সম্পৃক্ত) 
সন্ধানী ও তীক্ষদৃষ্টি নিবদ্ধ হয়, সে যুগের দুই মহান ব্যক্তির ওপর । যাদের 
একজন ছিলেন ভারতেরই ব্যক্তিত্ব আর অপরজন বাইরের ।.আমাদের 
উদ্দেশ্য আমীরুল উমারা নাজীবুদ্দৌলাহ ও আহমদ শাহ আবদালী, যিনি 
আফগানিস্তানের একজন শাসক। 


৯৮০৬৯ 

নবাব নাজীবুদ্দোলাহর মধ্যে সেসব গুণাবলি ও বৈশিষ্ট্যসমূহ পাওয়া 
যেত, সেগুলো প্রাটীন যুগে সাত্রাজ্যস্থপতিগণের বৈশিষ্ট্য ছিল, যারা নিজস্ব 
সাম্রাজ্য ও বংশের উত্থান ও নেতৃত্বের যুগে (যখন সৈন্য বাহিনী গঠনের 
সহজলভ্যতাই বিজয় ও সামনাজ্য প্রতিষ্ঠার জন্য যথেষ্ট ছিল) গুরুত্বপূর্ণ কাজ 
আঞ্জাম দিয়েছেন এবং তাদের হাতে কোন বিজয়-সাফল্যের কোন কৃতিত্র 
প্রকাশ পেয়েছে, তাদের মধ্যে স্বীয় অভিভাবকত্বের নেয়ামতসহ কৃতজ্ঞতার 
বতু, স্বীয় সঙ্গীসাথী ও অধীনস্তদের সাথে ভদ্রতা ও সদাচরণ, সেনানায়কের 
রতন ও বীরত্ব এবং নেতাসুলভ যোগ্যতা কানায় কানায় ভরেছিল। তবে 
প্রতিহাসিক অভিজ্ঞতা হল, এসব বৈশিষ্ট্য, গুণ-যোগ্যতা সামরিক 
শক্তিসমূহকে পরাভূত করা এবং রাজ্যজয়ে তৌ সফলতা লাভ করে। কিন্তু যে 
অবস্থা পরিবেশে গাদ্দারী, নিমকহারামী ও বিশ্বাসঘাতকতাকে আদর্শিক 
শাস্ত্রের (1) মর্যাদা দেওয়া হয়” আইন ভঙ্গ, লীতিহীনর্তাঁ ও অকার্ধকারিতাকে 


ফর্মা- ১৪ wwuw.iscalibrary.com 


উচ্চস্তরে রাজনীতি মনে করা হয়, সুযোগে স্বার্থ উদ্ধারকে বুদ্ধিমত্তা ও 
দূরদর্শিতা ভাবা হয়, সেখানে অধিকাংশই উপকারী-ফলপ্রসূ হওয়ার পরিবর্তে 
সাফল্যের পথে অন্তরায় এবং নানা জটিলতা সৃষ্টির কারণ হয়ে দীড়ায়। 
দুর্ভাগ্যক্রমে নাজীবুদ্দৌলাহ ও আসিফ জাহ নিযামুল মালিকের এমনই 
বিপর্যস্ত পরিবেশ নসীব হয়েছিল- এঁতিহাসিকগণ তার উঁচু কৃতিত্ব, সামরিক 
ও নেতাসুলভ যোগ্যতার প্রশংসায় একমত ৷ স্যার যদুনাথ সরকার লিখেন- 
‘একজন এঁতিহাসিকের বোধগম্য হয় না যে, কি গুণের কারণে সবচেয়ে বেশি 
প্রশংসা করবে। রণাঙ্গণে তার বিস্ময়কর নেতৃত্বের, না সমস্যাবলিতে তার 
তীক্ষদৃষ্টি কিংবা সঠিক সিদ্ধান্তের, নাকি তার সেসব স্বভাবগত 
যোগ্যতাসমূহের, যা তাকে বিচ্ছিন্নতা ও বিশৃঙ্খল অবস্থায় এমন পথ দেখাত, 
যদ্দরুণ ফলাফল তার পক্ষেই বেরিয়ে আসত ৷’ 

মৌলভী যাকাউল্লাহ দেহলভী (র) ‘ভারতবর্ষের ইতিহাস" গ্রন্থে লিখেন- 
“নাজীবুদ্দৌলাহ এমন জ্ঞানী, বুদ্ধিমান, সচেতন ও বিচক্ষণ ছিলেন, খুব কমই 
তেমন হয়ে থাকে । আমানত রক্ষা, বিশ্বস্ততা তো সে সময় তার উপর শেষ 
ছিল। তিনি তার প্রবীণ মনিব নবাব দাবিন্দে খান 'রোহিলা এবং নবাব 
শুজাউদ্দৌলাহর আনুগত্য করে চলতেন। মলিহার রাও হাওলাকরের সঙ্গেও 
তার সামান-খেলোয়ার চলে যেত। হয়ত স্মরণ আছে, এই মারাঠা 
পানিপতের'. যুদ্ধ থেকে স্বদেশবাসীদেরকে ছেড়ে পালিয়ে গিয়েছিল। 
মোটকথা, এই সাহসী তরুণ এ খগ্ডবিখণ্ড রাজতৃকে পুনর্গঠিত করেছিল।” 

শাহ আবদুল আবীয (র) বলেন, 'নাজীবুদ্দৌলাহর ওখানে নয়শত 
আলেম ছিল। যাদের মধ্যে সবচেয়ে নিচু পর্যায়ের আলেম পাঁচ রুপি আর 
সর্বোচ্চ পর্যায়ের আলেমদের পাঁচশ রুপি লাভ হত । 

“অধ্যাপক খলীক আহমদ নিযামীর উক্তি মতে “১৭৬১ খৃষ্টাব্দ. থেকে 
১৭৭০ খৃস্টাব্দ পর্যন্ত তিনি দিল্লীর সবচেয়ে বড় ব্যক্তিত্ব ছিলেন।. সকল 
রাজনীতি তার পাশে আবর্তিত হত। তিনি গোটা শাসনব্যবস্থা নিজের কাঁধের 
উপর চাপিয়ে নিয়েছিলেন। 

শাহ.সাহেবকে আল্লাহ তা'আলা মানবতাবোধ ও রাস্তবদর্শিতার এমন 
যোগ্যতা. দান করেছিলেন, যা সেসব লোকদের দান করা হয়, যারা ইসলাহ 
ও সংস্কারের ইতিহাস, মানুষ গঠন ও সমাজ বিনির্মাণে বিরাট কোনও ভূমিকা 
রাখেন। মহান পুরুষের এই দুর্দিনে, যা সাহসী, সচেতন ও শক্তি 
পরখকারীদের ছারা ভরেছিল, শাহ সাহেব স্বীয় কাজের পূর্ণতা দান ও সাহায্য 
গ্রহণের জন্য- নাজীবুদ্দৌলাহকে বেছে নেন। শাহ সাহেবের দূরদর্শী ও 


Wwww.iscalibrary.com 


হযরত শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্দিসে দেহলভী (র)-এর জীবন ও কর্ম ২১১ 


সুক্মদৰ্শী চোখ এই যোগ্য রত্ন ও তার ভেতরে ধর্মীয় মূল্যবোধকে দেখে 
ফেলেন। শাহ সাহেব তার সঙ্গে চিঠিপত্র আদান-প্রদান শুরু করেন। আর 
সেই অগ্নিন্ষুলিঙ্গগুলো প্ৰজ্বলিত করার চেষ্টা চালান, যা ভথ্ম ছাইয়ের ভেতর 
চাপা পড়েছিল। শাহ সাহেব তার নামে একটি পত্রে লিখেন, “মহান আল্লাহ 
তা'আলা আমীরুল মুজাহিদীনকে প্রকাশ্য সাহায্য ও সুস্পষ্ট সমর্থনের সাথে 
সম্মানিত করুন। আর এই আমলকে গ্রহণযোগ্যতার মর্যাদায় পৌঁছিয়ে বিরাট 
বিরাট বরকত ও রহমত ভার উপর অর্পিত করুন। 

ফকীর ওয়ালীউল্লাহ (আল্লাহ তাকে ক্ষমা করুন)-এর পক্ষ থেকে একান্তি 
ক মহব্বতের সালামের পর প্রকাশ থাকে যে, মুসলমানদের সাহায্যার্থে 
এখানে দু'আ করা হচ্ছে এবং অদৃশ্য শক্তি থেকে উপকারিতা গ্রহণ অনুভূত 
হচ্ছে। আশা করা যায়, আল্লাহ তা'আলা আপনার হাতে ধর্মীয় চৈষ্টা-সংগ্রাম 
ও জিহাদকে জীবিত করে তার অফুরন্ত বরকত এই দুনিয়া ও পরকালে দান 
করবেন। ০৯ ৪০৪ ৯ 44]. নিশ্চয় তিনি সন্নিকটে এবং দুআ 
কৰুলকারী ৷ 

অপর একটি পত্রে তাকে “আমীরুল গুযাত” এবং 'রঈসুল মুজাহিদীন’ 
উপাধিতে সম্বোধন করেছেন। অন্য একটি পত্রে লিখেন, “মনে হয় এ যুগে 
মুসলিম উম্মাহর শক্তি বৃদ্ধি ও মৃতপ্রায় উম্মতের সাহায্য দানের কাজ আপনার 
মাধ্যমেই সম্পাদিত হবে, যিনি এই উত্তম ও কল্যাণ কাজের উৎস ও মাধ্যম । 
আপনি মনের মধ্যে কোনও ধরনের প্রবঞ্চণা ও সংশয় জমতে দিবেন না। 
ইনশাআল্লাহ সব কাজ বন্ধুদের সন্তুষ্টি ও প্রত্যাশা অনুযায়ী বাস্তবায়িত হবে। 

শাহ সাহেব নবাব নাজীবুদ্দৌলাহর নামে প্রেরিত চিঠিপত্রে দু'আ ও 
ধন্যবাদ জ্ঞাপনের উপরই যথেষ্ট করতেন না, তাকে অনেক উপকারী মৌলিক 
পরামর্শও দিতেন। সতর্ক ও বিরত থাকার উৎসাহও দিতেন সেসব ভুলত্রান্তি 
ও ঘটনাবলির পুনরাবৃত্তি থেকে, যা ইতোপূর্বে আক্রমণকারী ও মুসলমান 
সৈন্যদের থেকে প্রকাশ পেয়েছে এবং যা আল্লাহর সাহায্য-সহায়তা আসার 
ক্ষেত্রে অন্তরায় হয়ে যায়। এক পত্রে হযরত শাহ সাহেব লিখেন, ‘যখন শাহী 
ফৌজের দিল্লী আগমন ঘটবে, তখন এ ব্যাপারে পূর্ণ যত্ন ও শৃঙ্খলা থাকতে 
হবে, যেন শহর আগের মত অন্যায়-জুলুমে পদদলিত না হয়। দিল্লীবাসী 
অনেকবার হত্যা-লুষ্ঠন, ইজ্জত হরণ ও লাঞ্ছনার তামাশা দেখেছে । আর তা- 
ই উদ্দেশ্য হাসিল ও ইচ্ছায় বিলম্ব হচ্ছে। সবশেষ কথা, মজলুমদের ‘আহ!’ 
ধ্বনিতেও প্রভাব আছে। এখন যদি আপনি চান, আপনার বহু প্রত্যাশিত 
কাজটি সম্পন্ন হয়ে যাক, তাহলে যথারীতি পূর্ণ গুরুত্বের সাথে লক্ষ্য রাখতে 


Wwww.iscalibrary.com 


হবে, যে কোনও সৈনিক দিল্লীর মুসলমানগণ এবং যেসব অমুসলিমদের সঙ্গে 
(যারা বিশ্মির মর্যাদায় বসবাস করে) প্রতিবাদ করবে না!” 

_ শাহ সাহেব একাধিক চিঠিপত্রে ভারতের সেই তিন (এ অধ্যায়ের শুরুতে 
উল্লেখিত) বিচ্ছিননবাদী ও যুদ্ধবাজ শক্তিগুলোর ত্রাস এবং তাদের আক্রমণ 
থেকে দেশকে নিরাপদ করার প্রয়োজনীয়তার প্রতি বারবার মনোযোগ 
আকর্ষণ করেন। অন্যথায় দেশে আইন-শৃঙ্খলা, শাস্তি-নিরাপত্তা, ধর্মীয় 
নিদর্শনাবলি ও ইবাদতখানাগুলো সংরক্ষণ এবং সাম্য-ন্যায়ের আদর্শে সুষম 
সাধারণ জীবন-যাপন করা সম্ভব নয়। এদের কারণে গোটা দেশ বিশেষভাবে 
যুদ্ধাবস্থা, ও সামরিক শাসনের মধ্যে জীবন যাপন করছে। 

নবাব নাজীবুদ্দৌলাহর সঙ্গে শাহ সাহেবের এমনই হদ্যতাপূর্ণ সম্পর্ক 
ছিল বলে মনে হয় । তিনি তার থেকে বিরাট আশা রাখতেন, কাজেই তাকে 
বারবার তাঁগিদ দিয়ে বলেছেন, যখন তিনি সে লক্ষ্যে সংকল্পের সাথে ঝাণ্ডা 
উত্তোলন করবেন, তখন যেন অবশ্যই শাহ সাহেবকে অবহিত করেন। 
এমনকি শাহ সাহেব তাকে এ ব্যাপারে বিজয়-সফলতার আশাবাদ শোনান 
এবং বিজয়ের ভবিষ্যদ্বাণী করেন। শাহ সাহেব লিখেন, 


Ae Be Pad 


‘অধমের এ ব্যাপারে কোনও সংশয়-সন্দেহ নেই ।' 

শাহ সাহেব নবাব নাজীবুদ্দোলাহকেই একান্ত মাধ্যম বানান আহমদ শাহ 
আবদালীকে ভারতবর্ষে নিয়ে আসার জন্য । তার নামে সরাসরি পত্র (সামনে 
আসন্ন) লিখা ছাড়া তার (নাজীব) দ্বারাও চিঠিপত্র লেখান এবং তাকে 
বরাবরই তাগিদ দেন। নবাব নাজীবুদ্দৌলাহ শাহ সাহেবের ইন্তিকালের আট 
বছর পর রজব ১১৮৪ হি/৩১ অক্টোবর ১৭৭০ খৃষ্টাব্দে মৃত্যুবরণ করেন। 
অধ্যাপক খালীক আহমদ নি্বামী লিখেন, তার অনুপম ন্যায়পরায়ণতা, 
সচেতনতা ও দূরদর্শিতার এই ঘটনা ইতিহাসে সর্বদা জীবন্ত হয়ে থাকবে। 
তিনি যখন মৃত্যুশয্যায় শেষ নিঃশ্বাস নিচ্ছিলেন, তখনও তিনি তার 
জান-মালের পূর্ণ হেফাঘত করতে হবে ।' 
আহমদ শাহ আবদালী 

শাহ সাহেব তার সচেতনতা সৃষ্টি, ভারতবর্ষের অবস্থা-পরিস্থিতির বাস্ত 
বধর্মী পর্যবেক্ষণ, শাসনকর্তা ও দরবারী আমলা-উমারাদের নিষ্রিয়তা এবং 
শাসক গোষ্ঠীর ক্রমাগত ব্যর্থতা-অযোগ্যতার ফলে দিবালোকের মত সুস্পষ্ট 


Wwww.iscalibrary.com 


হযরত শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্দিসে দেহলভী রে)-এর জীবন ও কর্ম ২১৩ 


দু'টি বাস্তব বিষয় উপলব্ধি করতে পেরেছিলেন। প্রথম প্রয়োজন দেশের এই 
নৈরাজ্য-বিশৃঙ্খলা দূর করা, যার হাতে না দেশবাসীর জীন-মাল, ইজ্জত-আকু 
নিরাপদ, না. কোনও গঠনমূলক কাজ ও সুষ্ঠু আইন- শৃঙ্খলার অবকাশ আছে। 
যেমন পিছনে বলে এসেছি। এই অরাজকতা, পেরেশানী, অবিশ্বাস ও 
আতঙ্কের স্থায়ী পরিস্থিতির দায়-দায়িত্ব ছিল এঁ তিন বিচ্ছিন্নতাবাদী যুদ্ধবাজ 
দলের ওপর, যারা না এমন কোনও দেশে শাসনকার্ষের অভিজ্ঞতা রাখত, 
যেখানে বিভিন্ন ধর্ম, জাতি ও সভ্যতা শত শত বছর ধরে বিদ্যমান ছিল এবং 
যার ব্যবস্থাপনার দায়িত্‌ পালনের জন্য উঁচু ধরনের দায়িতৃবোধ, সংরক্ষণ ও 
ধৈর্যশক্তি, প্রশস্ত দৃষ্টি ও উদার মনের প্রয়োজন ছিল। না তাদের নিকট দেশকে 
নিরাপত্তা ও স্থিতিশীলতা দান, দেশবাসীর আস্থা অক্ষুণ্ন রাখা, আইন-শৃঙ্খলার 
উন্নতির জন্য কোনও পরিকল্পনা ছিল আর না ছিল কোনও চিন্তা-ভাবনা । 
এজন্য প্রথম কাজ ছিল, উক্ত তিন শক্তিকে বিশেষতঃ মারাঠীদের অগ্রযাত্রা ও 
দৌরাত্ম্য থেকে দেশকে নিরাপত্তা দান। যাদের কারণে ভারতবর্ষের এ কেন্দ্রীয় 
অংশ, যা রাজত্বের স্থায়িত্ব ছিল অর্থাৎ লাহোর থেকে দিল্লী এবং সংশ্লিষ্ট 
প্রদেশগুলো পর্যন্ত এলাকার কখনও শান্তি ছিল না, যে কোনও সময় কখন 
ময়দান রণাঙ্গণে পরিবর্তন এবং ফলের বাগান ও সুদর্শন শহর একটি উনুক্ত 
স্বাধীন শিকার অরণ্যে রূপান্তরিত হয়ে যাবে। যেখানে শিকারীদের শান্তিপূর্ণ 
শহরবাসীদেরকে পশুপাখির মত হত্যার অনুমতি থাকবে। আর তাদের 
পূর্বপুরুষ ও বংশধরদের সঞ্চয় দেখতে দেখতে লুটতরাজ হয়ে যাবে। এর 
ছারা দ্বিতীয়তঃ আশঙ্কা ছিল, শিখ ও জাঠদের আদলে সত্যতা-সংক্কৃতি, সম্পদ 
ও প্রাচ্যের কেন্দ্রগুলোতে আকস্মিক বিপদরূপে উপস্থিত হবে । 

দ্বিতীয় বাস্তবতা ছিল, এই বিপদ-আশঙ্কা দূর করার জন্য প্রয়োজন 
তেমন কোনও অভিজ্ঞ কর্মধ্যক্ষ সামরিক নেতা ও কৌশলী সেনা নায়কের, 
যিনি আধুনিক সমরশক্তিতে সমৃদ্ধশালী হবেন ঠিক, কিন্তু মাতাল আত্মহারা 
হবেন না। তার মধ্যে সমর কৌশল, সৈন্যবিন্যাস ইত্যাদির যোগ্যতা, বীরত্ব, 
সাহসিকতা ছাড়াও ঈমানী ও ধর্মীয় মূল্যবোধ থাকবে সাথে সাথে তিনি 
ভিতরগত ও অন্তর্ন্ঘ, গৃহবিবাদ এবং পুরোনো শক্রতা-বিদ্বেষ থেকে মুক্ত 
হবেন, যা দিল্লীর রাজপ্রাসাদ ও দেশের রাজনীতিবিদদেরকে ঘুণের মত কুড়ে 

কুড়ে খাচ্ছিল এবং যেসবের উপস্থিতিতে এমন কোনও উচুতর উদ্দেশ্য 
ছি আশা করা যেত না, যাতে বংশগত শক্তি, ধর্মীয় সম্প্রদায় কিংবা 
ব্যক্তিগত স্বার্থ হাসিল ছাড়া মিল্লাত ও জাতির কোনও কল্যাণ, ইসলামের 
শক্তি বৃদ্ধি এবং দেশ রক্ষার উদ্দেশ্য সম্মুখে থাকবে । 


Wwww.iscalibrary.com 


শাহ সাহেবের দৃষ্টিতে একটি মাধ্যম ও অবলম্বন হিসেবে তো আমীরুল 
উমারা নবাব নাজীবুদ্দৌলাহর (যেমন পূর্বে বলা হয়েছে) প্রয়োজনীয়তা ও 
উপকারিতা ছিল। কিন্তু অবস্থা-পরিস্থিতির ভয়াবহতা ও বিভীষিকাময়তার 
প্রেক্ষিতে তিনি একা যথেষ্ট ছিলেন না। তার একার দ্বারা সেসব অপশক্তির 
দৌরাত্য বন্ধ করা সম্ভব ছিল না, যারা তাদের সামরিক শক্তি এত সমৃদ্ধ করে 
নিয়েছিল যে, রাষ্ট্রের কোনও একক সামরিক শক্তির পক্ষে তাদেরকে পরাজিত 
করা ছিল অসম্ভব। এজন্য একটি চৌকস পরদেশী সেনানায়কের প্রয়োজন 
ছিল। যিনি এদেশের জন্য সম্পূর্ণ অচেনা-অপরিচিত কেউ হবে না বরং 
অবগত হবেন এদেশের উন্নতি-অবনতি, দেশের অধিবাসীদের 
এবং এখানকার শত্রু ও সৈনিকদলের মানসিকতা আর দুর্বলতাগুলো 
সম্পর্কে । যার সাহস-ইচ্ছা হল, এদেশকে সেসব সামরিক বিপর্যয়সমূহ থেকে 
মুক্ত করে রাজত্বে বাগডোর এখানকার পুরোনো শাসক বংশের কোনও যোগ্য 
সুদক্ষ ব্যক্তিত্ব, কৃতজ্ঞ ও কর্মনিষ্ঠ আমীর কিংবা উযীরকে সোপর্দ করে ফিরে 
যাবেন। কেননা এটিই বাস্তবপ্রিয়তা, জাতীয় স্বার্থ ও স্বদেশপ্রেমের দাবী । 

এই স্পর্শকাতর ও কঠিক কাজের জন্য যোতে বরাবরের মতই লাভ- 
লোকসানের দিক ছিল) শাহ সাহেবের সন্ধানী দৃষ্টি গিয়ে নিবদ্ধ হয়ে 
কান্দাহারের শাসনকর্তা (১১৩৬-১১৮৬ হি/১৭২৩-১৭৭২ খৃ.) আহমদ শাহ 
দুররানীর ওপর । যিনি ভারতবর্ষের জনা অচেনা-অজানা নতুন কেউ ছিলেন 
না। তিনি জন্মগ্রহণ করে ছিলেন মুলতানে। সেখানে আজও একটি সড়কের 
নাম আরদালী সড়ক। তিনি বিভিন্ন প্রেক্ষাপট ও উদ্দেশ্য নিয়ে ১৭৪৭ খৃ.- 
১৭৬৯ খৃ. এর মধ্যে নয়বার ভারতবর্ষ আক্রমণ করেন। শাহ সাহেব এবং 
নবাব নাজীবুদ্দৌলাহর আহবান আর পানিপতের যুদ্ধের পূর্বে তিনি ছয়বার 
ভারতবর্ষে এসেছিলেন। তিনি অবগত ছিলেন রাষ্ট্রের উন্নতি-অবনতি, 
যুদ্ধপদ্ধতি, সামরিক শক্তির পছন্দ-অপছন্দ এবং আমীর-উমারা ও রাজন্যবর্গ- 
শাসকদের চিন্তাধারা দৃষ্টিভঙ্গি সম্পর্কে। তিনি খৃস্টীয় আঠার শতক আর 
হিজরী বার শতকের মধ্যভাগের সেসব বিশিষ্ট সেনানায়কদের একজন 
ছিলেন, যারা বহুকাল পরপর জন্মগ্রহণ করেন এবং পৃথক স্বাধীন রাজত্বের 
ভিত্তিপ্রস্তর রাখেন। তিনি অত্যন্ত সুশৃঙ্খল ও সাফল্যের সাথে. বিক্ষিপ্ত 
আফগানদেরকে সংঘবদ্ধ করেন। ন্যায়ানুগ আইনকানুন চালু করেন। হিসাব 
বিভাগ বা পরিসংখ্যান বিভাগ প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন সৈন্য প্রশিক্ষক, 
উন্নত চরিত্র ও আত্মিক পবিত্রতার গুণাবলির আধার । শিক্ষা ও 
সাহিত্যানুরাগী। প্রভাব-প্রতিপত্তির সঙ্গে স্বজাতির কাছে সুপ্রিয় এবং 
আস্থাভাজন। ধার্মিক, মাযহাবের অনুগত, উলামা-মাশায়িখের সংশ্রব 


Wwww.iscalibrary.com 


প্রত্যয় সমৃদ্ধি এবং শিক্ষামূলক বিতর্ক বা চিন্তাভাবনা আদান-প্রদানে আগ্রহী, 
কোমলপ্রাণ, মহানুভব, সাম্য ও ধর্মীয় কমনীয়তার উপর আমলকারী । 

তিনি এমন কিছু সুন্নত যিন্দা করেছেন, আফগানের অবস্থা পরিবেশে যার 
নাম নেওয়াও কঠিন ছিল। যেমন, বিধবাদের দ্বিতীয় বিয়ে। তিনি নিজেও 
শিক্ষিত এবং লেখক ছিলেন। নিজের আধ্যাত্মিক উন্নতির তীব্র বাসনা 
রাখতেন। এঁতিহাসিক ফেরির লিখেন, 'প্রাচ্যদেশগুলোর অনেক দুরাবস্থা (ও 
ক্ষয়ক্ষতি) থেকে আহমদ শাহ ছিলেন পবিত্র । মদ্যপান, আফিম ইত্যাদি 
সেবন থেকে বেঁচে থাকতেন পুরোপুরি । মোহ্গরস্থৃতা-লালসা ও কপট আচরণ 
থেকে ছিলেন পবিভ্র। ছিলেন ধর্মের কঠোর অনুসারী । তার সাদাসিধে কিন্তু 
প্রভাবময় অভ্যাসগুলো তাকে প্রত্যেকের প্রিয়পান্র বানিয়ে দিত। তার সাথে 
সাক্ষাৎ সহজ ছিল। তিনি ইনসাফের প্রতি বিশেষ লক্ষ্য রাখতেন। কখনও 
কেউ তার ফায়সালার বিরুদ্ধে অভিযোগ করেনি!’ 

আহমদ শাহ দুররানী শাহ সাহেবের যুগে ছয়বার ভারতবর্ষে এসে স্থানীয় ও 
সময়ের প্রয়োজনগুলো পূরণ করে ফিরে গিয়েছিলেন। সেসব আক্রমণে নিজের 
সামরিক শক্তির প্রদর্শনী এবং সময়ের প্রয়োজন পূরণ করা ছাড়া তিনি অন্য 
কোনও জনহিতকর কাজ আঞ্জাম দেননি। তার সৈন্যদল সেসব ইসলামী শিক্ষা 
ও শিষ্ঠাচারের আনুগত্যও করেনি, শরীয়তের অনুগত একজন মুসলমানের কাছে 
যার আশা করা হয়। তার কোনও কোনও আক্রমণে শাহ সাহেব এবং 
শুভাকাঙ্বীদেরও বিভিন্ন পেরেশানী ও দুর্ভোগ পোহাতে হয়েছিল। 

কিন্তু সেসব দুর্বলতা ও তিক্ত অভিজ্ঞতা সত্ত্বেও তিনি ছিলেন একটি 
আশার আলোক, যা সে অন্ধকার আকাশে ঝলমলে দৃষ্টিগোচর হত ৷ মাওলানা 
আশেক মুহাম্মদ ফুলতী (র)-এর বর্ণনা মতে এরপরও শাহ সাহেব বলতেন, 
“এ অঞ্চলে তারই জয় হবে।” 

একবার বাহাদুর খানা বেল্ুচের প্রশ্নের জবাবে বলেন, “এ দেশের উপর 
তার পূর্ণ বিজয় হবে। 

একবার তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে । তখন শায়খ মুহাম্মদ আশেকের 
জিজ্ঞাসার জবাবে বলেন, “ঘা মনে হচ্ছে, তা হল, আহমদ শাহ দুররানী 
এদেশে আবার আসবেন এবং সেসর কাফিরদের ধ্বংস করে দিবেন তাদের 
জুলুম-অবিচার সত্বেও । তাকে আল্লাহ তাআলা এখনও বাঁচিয়ে রেখেছেন।" 

শাহ সাহেবের আশা ছিল, আল্লাহ তা'আলা শাহ আবদালী এ অবস্থার 
সংশোধন করবেন এবং তার দ্বারা এমন কাজ নিবেন, যা বাহ্যত$ কোনও 
আমীর বা নেতার পক্ষে সম্ভব নয়। হাকীম আবুল ওফা কাশ্মীরীকে একবার 


Wwww.iscalibrary.com 


বলেন, আবদালীর উদ্দেশ্য হাসিলে যেসব, বাঁধা-বিস্ন ও সমস্যার সম্মুখীন 
হতে হচ্ছে, তা এঁ জুলুম-অবিচারের পরিণতি । যা তিনি (পূর্বের 
আক্রমণগুলোতে) ভারতের শহরগুলোর উপর করেছেন। পরবর্তী তার 
অবস্থার সংশোধন হয়ে যাবে। 

শাহ সাহেব আহমদ আবদালী দ্বারা দেশকে এই অনিশ্চিত অবস্থা- 
পরিস্থিতি ও পেরেশানী থেকে নিরাপদ করা এবং রাজত্বকে রাজবংশের 
তুলনামূলক কোনও যোগ্য ব্যক্তির হাতে ন্যস্ত করার কাজ নিতে চাইতেন। 
শাহ সাহেব তার আগমনের পূর্বে ভবিষ্যদ্বাণী করে বলেছিলেন, আবদালী 
এখানে এসে অবস্থান করবেন না বরং এদেশের কোনও সন্তানের হাতে 
রাজত্বভার সোপর্দ করে ফিরে যাবেন। 

অবশেষে শাহ সাহেব (র) আহমদ শাহ আবদালীকে নবাব নাজীবুন্দৌলাহর 
দ্বারা চিঠিপত্র লেখান। এরপর সরাসরি একটি জোরাল ও প্রভাবময় চিঠি 
লিখেন। পত্রটি শাহ সাহেবের রাজনৈতিক প্রজ্ঞা, ধর্মীয় মূল্যবোধ, চারিত্রিক 
উৎকর্ষতা, সাহসিকতা ও রচনাশক্তির দর্পণ । উক্ত পত্রে. ভারতবর্ষের উদ্ভূত 
অবস্থা পরিস্থিতি, এর প্রাচীন শাসনপদ্ধতি, এর বিভিন্ন প্রদেশের আইন-শৃঙ্খলা, 
দেশের বিভিন্ন বংশধর ও ধর্মীয় গোষ্ঠীর সংখ্যা ও সাদৃশ্য, তাঁদের ব্যাপারে 
মুসলিম বাদশাদের রাজনৈতিক ভুলভ্রা্তি, সংকীর্ণ দৃষ্টি, তাদের ধারাবাহিকভাবে 
শক্তি সঞ্চয় ও নেতৃত্ব লাভের কথা উল্লেখ করা হয়েছে, এক্ষেত্রে মারাঠী ও 
জাঠদের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। অংকন করা হয়েছে তার 
নেতৃত্বে, বারবার আক্রমণের কারণে ইসলামের দৈন্যদশা ও মুসলমানদের 
নির্যাতিত হওয়ার হৃদয়বিদারক চিত্র। আর সেই আত্মমর্যাদাবোধসম্পন্ন 
মুসলমান নেতা, যিনি এ সময় ভারতবর্ষ থেকে নিয়ে ইরান পর্যন্ত সবচেয়ে বড় 
সুদক্ষ সুশৃঙ্খল সামরিক শক্তিধর ছিলেন, তাকে এই অবস্থা-পরিস্থিতি 
মোকাবেলা করা, মোঘল সায্রাজ্যকে স্বপদে উঠে দীড়ানো ও দেশের দায়িতৃভার 
রক্ষা করার সুযোগ দানের জন্য উৎসাহিত করা হয়। পৰিস্কারভাবে লিখা হয়, 
‘এ যুগে শক্তি ক্ষমতার অধিকারী, বিরুদ্ধাচারী সৈন্যকে পরাভূত করতে সক্ষম, 
দূরদর্শী ও যুদ্ধে অভিজ্ঞ কোনও শাসক আপনি ছাড়া আর কেউ বিদ্যমান নেই ৷' 

আমরা আল্লাহর বান্দাগণ হযরত রাসুলে কারীম (স) কে সুপারিশকারী 
বানাচ্ছি এবং মহান আল্লাহর নামে প্রার্থনা করছি, যেন আপনি পুণ্যময় 
সাহসিকতাকে এদিকে নিবিষ্ট করে বিরুদ্ধাচারীদের সঙ্গে যুদ্ধ করেন, যাতে আল্লাহ্‌ 
পাকের কাছে বিরাট সাওয়াব জনাবের আমলনামায় লেখা হয় এবং আল্লাহর 
পথের মুজাহিদগণের তালিকায় আপনার নাম লিখে দেওয়া হয়। দুনিয়ার অশেষ 
গণীমত লাভ হয়৷ আর মুসলমান কাফিরদের হাত থেকে মুক্তি পায় ৷” 

Wwww.iscalibrary.com 


হযরত শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্দিসে দেহলভী জীবন ও কর্ম ২১৭ 


উক্ত চিঠিতে একই রাজনৈতিক প্রজ্ঞা ও অবস্থা- 
উপলব্ধির ভিত্তিতে ভারতের সেসব নবউখথিত শক্তিগুলো সম্পর্কে সঠিক 
ধারণা দিয়েছেন, যাদের বিপরীতে কোন সুশৃঙ্খল শক্তি না থাকার কারণে 
তাদের বীরত্ব ক্ষমতার খ্যাতি ছড়িয়ে পড়েছিল। তাদেরকে মনে করা হত 
অপরাজেয় । আর এরূপ ধারণা একজন অভিজ্ঞ নেতা এবং রাজনৈতিক 
সূক্মদশী ব্যক্তিই পেশ করতে পারেন। মারাঠীদের সম্পর্কে লিখেন, “মারাঠা 
জাতিকে পরাজিত করা সহজ ব্যাপার। তবে ইসলামের গাজী-যোদ্ধাদেরকে 
সাহসের সাথে কোমর বাধতে হবে। বস্তুতঃ মারাঠা জাতি সংখ্যালঘু । কিন্তু 
তাদের সঙ্গে একটি সংখ্যাগরিষ্ঠ দল মিলিত হয়েছ। যদি এ দলের একটি 
কাতারও ছত্রভঙ্গ করে দেওয়া যায়, তবে এ জাতি বিচ্ছিনন-বিক্ষিগ্ড হয়ে 
পড়বে । আর এই পরাজয়ে আসল জাতি ভেঙ্গে পড়বে। কেননা এ জাতি 
শক্তিধর নয়। এজন্য তাদের সকল যোগ্যতা এমন বিশাল সৈন্যদল গঠন 
করা, যারা পিপড়া ও.ফড়িং থেকেও বেশি হবে, বীরত্ব ও যুদ্ধোপকরণের 
ঘাটতির কোন অপবাদ তাদের মধ্যে নেই ৷’ 

শাহ সাহেব (র) -এর হেদায়াত মোতাবেক নাজীবুদ্দৌলাহ আহমদ শাহ 
আবদালীকে যে পত্রাবলি লিখেন, এরপর স্বয়ং শাহ সাহেব যে সুদীর্ঘ 
প্রভাবময় পত্র সরাসরি লিখেন, (সংক্ষিপ্ত উদ্ধৃতি প্রাগুক্ত). তা প্রতিক্রিয়াহীন 
নিষ্ফল পড়ে থাকেনি। আহমদ শাহ আবদালী ১১৭৩ হি. মোতাবেক ১৭৫৯ 
খৃ. মারাঠীদের শক্তি ভেঙ্গে দেওয়া এবং নাজীবুদ্দৌলাহ ও শুজাউদ্দৌলাহকে 
সাহায্য করার জন্য (যারা সে সময় রাজনৈতিক প্রজ্ঞা ও ইসলামী এক্য- 
সংহতির প্রমাণ দিয়েছিলেন) ভারত অভিযানের মনস্থ করেন। এক বছর 
কেটে যায় ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ড যুদ্ধ-লড়াইয়ের মধ্য দিয়ে। অবশেষে ১১৭৪ হি. 
মোতাবেক. ১৪ জানুয়ারী ১৭৬১ খৃষ্টাব্দে পানিপতের রণাঙ্গনে মারাঠী এবং 
আফগানী ও ভারতীয় ইসলামী যৌথ শক্তির মধ্যে এতিহাসিক সেই চূড়ান্ত 
ভাগ্য নির্ধারণী যুদ্ধ সংঘটিত হয়, যা ভারতবর্ষের ইতিহাসের মোড় ঘুরিয়ে 
দেয়। আর মারাঠীদেরকে ভারতে নতুন উথ্থানমুখী রাজনৈতিক চিত্র থেকে 
বাইরে ছুঁড়ে ফেলে । উক্ত যুদ্ধের সংক্ষিপ্ত অবস্থাচিত্র ও ফলাফল মৌলভী 
যাকাউল্লাহ সাহেব “তারীখে হিন্দুস্তান” রচয়িতার ভাষায় লিখা হচ্ছে, ‘তুমুল 
যুদ্ধ শুরু হয়ে গেল। কিন্তু তখনও মারাঠীদের পাল্লা ভারী ছিল। আহমদ শাহ 
তার পলাতক সৈন্যদেরকে আবদ্ধ করে হত্যার নির্দেশ দিলেন আর বলে 
দিলেন, যে পলায়ন করবে, সে মারা পড়বে । এরপর তিনি তার কাতারকে 
সম্মুখে অগ্রসর হওয়ার নির্দেশ দিলেন। এক সৈন্যকে নিজের বাম. দিকে 
শত্রুর বাহুতে আক্রমণ করার হুকুম দিলেন। এই কৌশলে তীর যথার্থ 


Wwww.iscalibrary.com 


লক্ষ্যস্থলে গিয়ে পড়ে । বিপক্ষ সৈন্যের ভাও ও বিশ্বাস রাও অশ্বারোহণ করে 
যোদ্ধাদের লড়াই পরিচালনা করছিল । বর্শা-তরবারীর বাজি চলছিল। হঠাৎ 
আল্লাহ জানেন, কী হয়ে গেল। মারাঠী সৈন্যদের পা উঠে গেল রণাঙ্গণ 
থেকে। পদস্বলন মাত্রই তাদের মরদেহে রণাঙ্গণ ভরে গেল। ইসলামী 
সৈন্যদল অত্যন্ত আগ্রহ নিয়ে চতুর্দিকে পনের-বিশ মাইল পর্যন্ত তাদের 
ধাওয়া করে । মারাঠীদের মেরে মেরে লাশের স্তপ বানিয়ে দেয়। আর যেসব 
মারাঠী এই শক্রদের হাত. থেকে বেঁচে গিয়েছিল, তাদেরকে গ্রাম্য বুদ্ধুরা 
মেরে ফেলে । বিশ্বাস রাও ও ভাও মারা পড়ে । যেই সিন্ধীকে কোনও দুররানী 
লুকিয়ে রেখেছিল, তাকেও খুঁজে বের করা হয় এবং ধরে এনে হত্যা করা 
হয়! ইবরাহীম. খান গাদীও বন্দি হয়। এক সপ্তাহের মধ্যে মৃত্যু তার 
ক্ষতস্থানগুলোতেও পট্টি লাগায়। শামশীর বাহাদুরও পলায়নরত অবস্থায় মারা 
পড়ে। মালুহ-এর মধ্যে মিলহার রাও জান বীচিয়ে পালিয়ে যায়। আপাজী 
সিন্ধীও ল্যাংড়া হয়ে সেখানে গিয়ে পৌঁছে। এই দুই নেতা ব্যতিত প্রসিদ্ধ 
আর কোনও নেতা প্রাণে বাঁচেনি। মারাঠীদের এমন পরাজয় ইতোপূর্বে 
কখনও হয়নি। আর না এমন বিপর্যয় হয়েছিল। ফলে গোটা জাতির মন 
মৃতপ্রায় ও নিরস হয়ে গেল। এই শোকে বালাজীও কয়েকদিন পরে মারা 
যায়। পরাজয়ের সংবাদ শোনার পর থেকেই একটি মন্দিরে বসে সংস্কৃতি 
পাঠে সে মগ্ন হয়ে গিয়েছিল।” 

জনৈক এঁতিহাসিকের মতে “মারাঠীদের শক্তি চোখের পলকে তুলার মত 
উড়ে গেল।* স্যার যদুনাথ সরকার লিখেন, মহরা শহরে কোনও পরিবার 
এমন ছিল না, যাঁদের মধ্যে শোকের আবহ তৈরী হয়নি। নেতাদের পূর্ণ 
বংশধর এই যুদ্ধে গায়েব হয়ে যায় ।' 

শাহ সাহেব (র) -এর ছক অনুযায়ী আহমদ শাহ আবদালী সময়ের এই 
প্রয়োজনীয় কাজ আঞ্জাম দিয়ে কান্দাহারের পথে রওয়ানা হন। মৌলভী 
যাকাউল্লাহ লিখেন, “এই বিজয়ের পর আহমদ শাহ আবদালী পানিপত থেকে 
দিল্লীর উপকূলে আসেন এবং কয়েকদিন অবস্থান করেন। ভারতের বাদশা 
নিযুক্ত করেন যুবরাজ আলী গওহার তথা শাহ আলমকে এবং বাদশাকে 
সুপারিশ করেন যেন শুজাউদ্দৌলাহ ও নাজীবুদ্দৌলাকে আমীরুল উমারা 
নিয়োগ করা হয়। শাহ আলম তখন দিল্লীতে ছিলেন না। এজন্য তার পুত্র 
জোয়া বখতকে বাদশার নায়েব হিসেবে দিল্লীতে নিযুক্ত করেন। 
নাজীবুদ্দৌলাহকে নিযুক্ত করেন দিল্লীর শাসক আর শুজাউদ্দৌলাহকে শাহী 
পোশাক দিয়ে উধহ ও এলাহাবাদ প্রদেশে পাঠিয়ে দেন। স্বয়ং চলে যান 
কান্দাহার |” 

Wwww.iscalibrary.com 


প্রফেসর. খালিক আহমদ নিযামী লিখেন, “পানিপতের যুদ্ধের পর আহমদ 
শাহ আবদালী শাহ আলমকে দিল্লী ডেকে আনার সীমাহীন চেষ্টা করেছেন। 
নিজের লোক পাঠিয়েছেন। যখন তিনি আসলেন না, তখন আহমদ শাহ 
আবদালী শাহ আলমের মাতা নবাব জিনাত মহলের দ্বারাও পত্র লেখান। শাহ 
আলমকে ডেকে আনার চেষ্টা আহমদ শাহ এজন্য করেছিলেন, যেন তিনি 
ইংরেজদের প্রভাব থেকে বেরিয়ে আসেন এবং দিল্লী এসে আহমদ শাহের 
উপস্থিতিতে নিজের শক্তিকে সুদৃঢ় করেন ।" 

খালীক সাহেব লিখেন, “মারাঠী, জাঠ, শিখরা কোনও যুদ্ধে এত ব্যাপক 
ও প্রশস্ত ছিল না যে, তারা ভারতের কেন্দ্রীয়তা ও অখণ্ডতা অক্ষুণ্ন রাখার 
চিন্তা-ভাবনা করবে। শাহ সাহেব (র) তার নির্বাচিত ব্যবস্থায় আকবর, 
জাহাঙ্গীর, শাহজাহান ও আওরজজেবের শাসনামলের কেন্দ্রীয়তা এবং ভারত 
সাম্রাজ্যের উচ্চ শক্তিকে বহাল দেখতে চাইতেন। তবে সেই সাথে কামনা 
করতেন লাগামহীন বাদশাদের স্থলে যেন ইনসাফের শাসন প্রতিষ্ঠা হয়। 

তখন যদি রাজত্বের. ভেতর সামান্য প্রাণচাঞ্চল্যও থাকত, তবে সে 
পানিপতের যুদ্ধ থেকে ফায়দা লুটে নিজের শাসনক্ষমতাকে ভারতবর্ষে আবার 
কিছুকালের জন্য প্রতিষ্ঠিত করতে পারত। কিন্তু প্রকৃত প্রস্তাবে মোঘল 
সাম্রাজ্য তখন নিষ্প্রাণ দেহের মত ছিল। পানিপতের যুদ্ধের প্রকৃত ফায়দা 
হাসিল করে পলাশী যুদ্ধের বিজয়ীগণ।” 

শাহ আলম তার কাপুরুষতা, হীনমন্যতা ও সংকীর্ণ দৃষ্টির কারণে এই 
সুবর্ণ সুযোগ হাতছাড়া করে ফেলে । আর সকল চেষ্টা-প্রচেষ্টা এবং স্বয়ং 
আপন মাতা যিনাত মহলের ন্নেহপূর্ণ চিঠি সত্বেও পূর্ণ দশ বছর পর ১৭৭১ 
খৃস্টাব্দের শেষ দিকে অর্থাৎ ২৫ ডিসেম্বর ১৭৭১ থৃস্টাব্দে তিনি দুর্গে প্রবেশ 
করেন। এরপর তার সঙ্গে এবং তার সহচরদের সঙ্গে যা-কিছু করা হয়েছে, 
তা ইতিহাসের পাতায় বিস্তারিতভাবে লিপিবদ্ধ আছে। এর চরম পরিণতি 
হচ্ছে, (0117795) ১৮৫৭ খৃস্টাব্দের রাজত্বের বিপ্লব তথা রাজত্‌ হাতছাড়া 
হওয়া ৷ (অবশ্য নামসৰ্বস্ব রাজত্ব ছিল), যা হয়েছে ইংরেজদের হাতে । যারা 
নিজেদের বিচক্ষণতা ও রাজনৈতিক প্রজ্ঞার দ্বারা ভারতবর্ষের উপর আধিপত্য 
বিস্তার ও দখল প্রতিষ্ঠার কোনও সুযোগ হাতছাড়া করেনি। 

শাহ সাহেবের পরে তার যোগ্য উত্তরসূরী, জ্ঞান-প্রজ্ঞা এবং ধর্মীয় 
আত্মমর্যাদা ও আত্মসম্রমবোধের উত্তরাধিকারী তার সম্মানিত পুত্র সিরাজে 
হিন্দ হযরত শাহ আবদুল আযীয (র) স্বীয় মহান পিতার শুরু করা কাজকে 
কেবল চালুই রাখেননি বরং তার ব্যাপকতা ও পূর্ণতা দানের চেষ্টা করেছেন 


Wwww.iscalibrary.com 


এবং রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনসহ নিজের মনোযোগিতা তখনকার 
রাজনৈতিক ময়দানের আসল শক্র ও প্রকৃত শক্তি (ইংরেজ শক্তি) এর দিকে 
ঘুরিয়ে দেন। যারা তখন “আশঙ্কা” থেকে অগ্রসর হয়ে (যা দেখার জন্য 
রাজনৈতিক প্রজ্ঞার প্রয়োজন হয়) বাস্তবরূপ ধারণ করে নিয়েছিল ৷ যা দেখার 
জনা দৃষ্টিশক্তি থাকাও যথেষ্ট । 

শাহ আবদুল আযীয (র)-এর পরে তারই শিক্ষালয়ের দুই প্রশিক্ষণপ্রাপ্ত, 
দৃঢ়চিত্ত দাঈ ও সংস্কারক হযরত সাইয়িদ আহমদ শহীদ (র) এবং শাহ 
ইসমাঈল শহীদ (র) হযরত শাহ সাহেবের রাজনৈতিক চিন্তাধারা ও নকশায় 
(যা তিনি চিন্তা-দর্শনরূপে 'ছজ্জাতুল্লাহিল বালিগা’ ও “ইযালাতুল খফা' -এর 
পাতায় পাতায় ও জ্ঞান-প্রজ্ঞায় উপস্থাপন করেছিলেন) রঙ লাগানোর চেষ্টা 
করেন। একে নবুওয়াতের আদর্শিক খেলাফতের ভিত্তিতে প্রতিষ্ঠিত করার 
জন্য নিজের জীবন বাজি রাখেন। তারা হযরত শাহ ওয়ালীউল্লাহ রে)-এর 
শিক্ষা-দীক্ষা এবং তীর দেওয়া আলোকবর্তিকা দ্বারা কতটুকু উপকৃত 
হয়েছিলেন, তাদের ইচ্ছা, শক্তি কত উঁচু! তাদের দৃষ্টি কত দূরদর্শী! তাদের 
মন ছিল কত প্রশস্ত ও উদার! তারা পাঞ্জাবের মুসলমানাদের উপর থেকে 
শিখদের সামরিক শাসনের বিপদ-আপদ থেকে বাঁচানোর পর (যেভাবে শাহ 
ওয়ালীউল্লাহ রে) মারাঠী ও জাঠদের নিত্যদিনের হত্যা-লুষ্ঠন থেকে 
সমকালীন পরিবেশ ও সমাজকে রক্ষা করার চেষ্টা চালিয়েছেন). এবং যে 
ইংরেজদেরকে তারা ‘অচেনা ভিনদেশী ও বণিক গোষ্ঠী’ বলে অভিহিত 
করেন, সে ইংরেজদেরকে বিতাড়িত করে ভারতবর্ষকে কিভাবে স্বাধীন এবং . 
ইসলামের সাম্য-ন্যায় ও ইনসাফের নীতিমালায় এর আইন-শৃঙ্খলা প্রতিষ্ঠিত 
করতে চাইতেন, এর অনুমান তাদের চিঠিপত্র থেকে পাওয়া যাবে, যেগুলো 
এবং সচেতন রাষ্ট্রপরিচালকগণকে লিখেছেন। এভাবে এ ধারার আহলে 
দাওয়াত ও আবীমত বাস্তবিকই বলতে পারেন, 


-১১৩৯-451452 
ASIF BLE 
“করেছি একাকার মোরা সব কণ্টকের চূড়া, 


বুকের তপ্ত খুনে লিখেছি মোরা 
মরুদ্যান কার্যের সংবিধান ।' 


Wwww.iscalibrary.com 


দশম অধ্যায় 


উম্মতের বিভিন্ন শ্রেণীর পরিসংখ্যান এবং 
তাদেরকে সংস্কার ও বিল্লবের আহ্বান 


শাহ সাহেবের স্বকীয়তা 

সাধারণতঃ যেসব আকাবিরে উলামায়ে কিরামের- শিক্ষা জ্ঞান-গবেষণা ও 
সাহিত্যমূলক হয়, যাদের দান করা হয় বুদ্ধিমত্তা, বিচক্ষণতা ও সৃক্ষদর্শিতার 
পূর্ণাঙ্গ অংশ, তারা সাধারণতঃ বিভিন্ন বই-পুস্তক পাঠ, শিক্ষামূলক প্রবন্ধ- 
নিবন্ধের উপর গবেষণা, পর্যালোচনা কিংবা লেখালেখি ও সাহিত্যচর্চায় 
আপাদমস্তক ধ্যান-তন্ময় হয়ে ডুবে থাকেন। সমাজের বিভিন্ন শ্রেণী ও 
সাধারণ মুসলমানদের দুর্বলতা ও রোগ-ব্যাধি সম্পর্কে হয়ত তারা উদাসীন- 
বেখবর থাকেন অথবা তাদের পক্ষে এই সাধারণ পর্যায়ে পৌঁছা এবং এ 
শিক্ষাগত উঁচু দৃষ্টি থেকে (যার মধ্যে পৃথিবীর সকল প্রকার স্বাদ-মিষ্টতার 
উর্ধ্বে এক ভিন্ন স্বাদ ও মিষ্টতা থাকে) নেমে আসা কঠিন হয় । 

প্রবীণ উলামায়ে কিরামের মধ্য হতে এক্ষেত্রে দুই ব্যক্তিকে পরিষ্কারভাবে 
ব্যতিক্রমতুক্ত করা যায়। প্রথমতঃ হুজ্জাতুল্লাহিল ইসলাম ইমাম গাযালী (র) 
(মৃত্যু ৫০৫ হি.)। যিনি তার জগদ্বিখ্যাত অমর গ্রন্থ “এহইয়াউল উলুমিদ্দীন'-এর 
মধ্যে সমকালীন মুসলিম সমাজ ও মুসলিম উম্মাহর বিভিন্ন শ্রেণীর লোকদের 
রোগ-ব্যাধি ও দুর্বলতাগুলো এমনভাবে চিহ্নিত করেছেন, যাতে পরিষ্কার মনে 
হয়, তিনি সমকালের সাধারণ জীবনযাত্রা ও সমাজের বিভিন্ন শ্রেণীর লোকদের 
সম্পর্কে, উলামায়ে কিরামের শিক্ষার আসর ও. মাশায়িখের যিকির-ফিকিরের 
মজলিস থেকে নিয়ে খলীফা ও.শাসকবর্গের দরবারসমূহ, আমীর-উমারা ও 
গভর্নরদের প্রাসাদসমূহ, নেতৃবৃন্দের আনন্দমহল পর্যন্ত আর সেসব রঙমহল 
থেকে নিয়ে পেশাজীনী ও ব্যবসায়ীদের দোকান এবং বাজার-বন্দরের কোলাহল 
ও উত্তেজনাপূর্ণ অবস্থা-পরিস্থিতি সম্পর্কে ওয়াকিফহাল ছিলেন। জানতেন নফস 
(প্রবৃত্তি) ও শয়তান কী কী পন্থায় উলামা ও. নেতৃবৃন্দের বিভিন্ন শ্রেণীর লোকজন 
আর সাধারণ, ও বিশেষ. লোকদের বিভিন্ন গোষ্ঠীকে ধোকা দিচ্ছে? ধর্মীয় জ্ঞান- 
গবেষণা কিভাবে বদলে গেছে? আর তারা আসল অভীষ্ট (আল্লাহর সন্তুষ্টি ও 
পরকালীন সাফল্য) সম্পর্কে কত উদাসীন। 


Wwww.iscalibrary.com 


একই অবস্থা (সংক্ষিপ্ততা ও ব্যাখ্যা, রচনাশৈলী ও ভাবধারার পার্থক্যসহ) 
আল্লামা ইবনে জাওবী (র) (মৃত্যু ৫৯৭ হি.) এর রচিত “তালবীসে ইবলীস" 
গ্রন্থে উল্লেখ রয়েছে। এ গ্রন্থে তিনি সমকালের গোটা মুসলিম অবস্থাবলি 
পর্যালোচনা করেছেন। মুসলমানদের প্রত্যেক শ্রেণী ও দলকে সুন্নাহ ও 
শরীয়তের মানদণ্ডে যাচাই করেছেন। চিহ্নিত করেছেন তাদের দুর্বলতা, 
ভারসাম্যহীনতা, সীমালজ্ঘন ও. ভুলভ্রান্তিগুলো। এ ব্যাপারে তিনি কোনও 
শ্রেণীর পক্ষপাতিত্ব করেননি। উলামায়ে কিরাম, মুহাদ্দিসীন, ফুকাহায়ে 
কিরাম, ওয়ায়েষীন, কবি-সাহিত্যিক, রাজা-বাদশা ও শাসকবর্গ, আবেদ- 
যাহেদ, আহলে দীনের সুফীগণ এবং সর্বসাধারণ নির্বিশেষে সকলেরই 
পর্যালোচনা করেছেন। উন্মোচন করেছেন তাদের ভুল-্রান্তিগুলোর পর্দা । 

কিন্তু তোলবীসে ইবলীসের সম্পর্ক যতদূর জানা যায়, তাতে দেখা যায়) 
এঁ সমালোচনা ও পরিসংখ্যান বেশিরভাগ নেতিবাচক ও অস্বীকারমূলক 
ভাবধারার । সেই সাথে অবস্থার উন্নয়ন ও সংশোধনের বিস্তারিত ও শক্তিশালী 
ইতিবাচক আহবান নেই। আর যদি থেকেও থাকে, তবে পরিমাণ. ও 
প্রতিক্রিয়ায় সে পর্যায়ের নয়.। সম্ভবতঃ এর কারণ, উক্ত কিতাবের আলোচ্য 
বিষয়ে তার চেয়ে বেশি আলোচনার অবকাশ ছিল না। 


উম্মতের বিভিন্ন শ্রেণীর প্রতি বিশেষ সম্বোধন 

এই দুই বিশ্বনন্দিত আলেম, দীনের দাঈ (ধর্ম প্রচারক) ও চরিত্র- 
আদর্শের শিক্ষক মহোদয়ের পরে (যারা নিজ নিজ সংশোধন ও দীক্ষামূলক 
মর্যাদার সঙ্গে উচ্চস্তরের আলেম এবং লেখক ছিলেন) আমাদের (নিজের 
সীমিত জ্ঞান-গবেষণামতে) এক্ষেত্রে শাহ ওয়ালীউল্লাহ (র)-এর কৃতিত্ব 
সবচেয়ে বেশি উজ্জ্বল ও দীপ্তিমান পরিলক্ষিত হয়। তিনি ইসলামের 
শাসকবর্গ, আমীর-উমারা, নেতৃবৃন্দ ও রাজন্যবর্গ, সামরিক সদস্য, বিভিন্ন 
শিল্প-কারিগরি পেশাজীবী, মাশায়িখের EH (পীরজাদাগণ), বিপথগামী 
উলামা-দরবেশ ও. ভোজনবিলাসী ওয়ায়েজীন, দুনিয়াবিমুখ ও নির্জনতা 
অবলম্বনকারী সাধক ব্যক্তিবর্গকে পৃথক পৃথক সম্বোধন করেছেন। তাদের 
ব্যথাভরা শিরা-উপশিরায় অঙ্গুলী রেখেছেন। চিহ্নিত করেছেন তাদের আসল 
রোগ-ব্যাধি ও আত্তমপ্রবঞ্চণাগুলো। তাছাড়া মুসলিম উম্মাহর প্রতি সাধারণ ও 
পরিপূর্ণ সম্বোধন করেছেন। তাদের রোগগুলোও নিরূপণ করেছেন। বাতলে 
দিয়েছেন সেসবের চিকিত্সা । এসব একান্ত সম্বোধনে শাহ সাহেবের 
মনৌব্যথা, ইসলামী মূল্যবোধের চেতনা, দাওয়াতের আগ্রহ ও কলমের জোর 
এমন উচ্চশিখরে পৌঁছেছে, যার উপমা পূর্বোক্ত সংস্কারক ও নিরীক্ষক এবং 


Wwww.iscalibrary.com 


হযরত শাহ ওয়ালী উল্লাহ মুহান্দিসে দেহলভী (র)-এর জীবন ও কর্ম ২২৩ 


তাদের উপরিউক্ত কিতাবাদিতে পাওয়া কঠিন। শাহ সাহেবের রচিত 'আত্- 
তাফহীতুল এলাহিয়্যাহ' (খণ্ড ১-৩) থেকে চয়িত। বিভিন্ন উদ্ধৃতি নিম্নে পেশ 
করা হচ্ছে, যাতে তিনি তার যুগের বিভিন্ন বিশিষ্ট মহলের নেতৃবৃন্দের প্রতি 
সম্বোধন করেছেন। সেসব বিশেষ সম্বোধন থেকে শাহ সাহেবের গভীর দৃষ্টি, 
দাওয়াতের কৌশল-প্রজ্ঞা, চারিত্রিক বীরত্ব এবং সাধারণ ও অসাধারণ 
ব্যক্তিবর্গ সম্পর্কে অভিজ্ঞতার এমন বহিঃপ্রকাশ হয়, যা দেখে ইতিহাসের 
এমন এক জ্ঞানপিপাসু, যে এ. যুগ ও সমাজের দুরাবস্থা, বিদ্বান-জ্ঞানী ও 
কলমসৈনিকের কল্যাণকামিতা এবং দাঈ ও সংস্কারকদের অবস্থার সংশোধন 
ও সংস্কারের ব্যাপারে নৈরাশ্য সম্পর্কে অবগত। সে বিস্ময়ে হতবাক হয়ে 
যায় আর অজান্তে অনিচ্ছায় বলে উঠে- 
“হে আল্লাহ! এমন ক্ষুলিঙ্গও ছিল তোমার ভম্্ ছাইয়ে? 


মুসলিম সম্রাটদেরকে সম্বোধন 

‘হে সম্াটগণ! এ যুগে রাজাধিরাজ (মহান আল্লাহর) সম্তষ্টি অন্তর্নিহিত 
হচ্ছে এর মধ্যে যে, তোমরা তরবারী কোষমুক্ত করে নিবে এবং ততক্ষণ 
পর্যন্ত তা কোষাবদ্ধ করবে না, যতক্ষণ পর্যন্ত না মুসলমান মুশরিকদের থেকে 
সম্পূর্ণ পৃথক হয়ে যায়। কাফির, ফাসিক-পাপিষ্ঠদের অহংকারী নেতা 
দুর্বলদের দলে গিয়ে শামিল না হয়ে যায়। অধিকন্তু তাদের হাতে যেন 
এরপর এমন কিছু না থাকে, যার বদৌলতে তারা পুনরায় মাথাচাড়া দিয়ে 
উঠতে পারে। 

AS 0৪ 953 TE 02 i> ৯5053, 

অর্থাৎ তোমরা তাদের সাথে যুদ্ধ করতে থাক, যাবৎ না ফিতনা নির্মূল 
হয়ে যায় আর দীন কেবল আল্লাহর জন্য নিদিষ্ট হয়ে যায়। 

অনন্তর যখন কুফর ও ইসলামের মাঝে এরূপ প্রকাশ্য-সুস্পক্ট পার্থক্য 
তৈরী হয়ে যাবে, তখন তোমাদের কতর্ব্য, প্রত্যেক তিন/গরদিনের দূরত্বের 
এলাকাসমুহে নিজেদের পক্ষ থেকে একজন শাসক নিযুক্ত করা । এমন শাসক, 
যে হবে ন্টায়-নিষ্ঠার আদর্শ পথিকৃৎ ও শক্তিশালী । যিনি জালেম-অত্যাচারী 
থেকে অত্যাচারিতের অধিকার আদায় করতে পারেন, আল্লাহর আইন প্রতিষ্ঠা 
করতে পারেন। এরপর তৎপর থাকবেন যেন মানুষের মাঝে বিদ্রোহ ও 
অবাধ্যতার অনুভূতি জাত না হয়। আর না ধর্মান্তরিত হওয়ার কোনও 
অবকাশ. বাকী থাকে; না কারও কোনও কবীরা গুনাহে লিপ্ত হওয়ার পরিস্থিতি 
উদ্ভব হয়। ইসলামের ঘোষণা প্রকাশ্যে করা যায়। খোলাখুলি প্রকাশ করা যায় 

Wwww.iscalibrary.com 


ইসলামের নিদর্শনগুলো। প্রত্যেকেই তার নিজ দায়িত্ব-কর্তব্যগুলো 
যথাযথভাবে আদায় করে। প্রত্যেক শহরের শাসককে নিজের হাতে এতটুকু 
শক্তি রাখতে হবে, যার দ্বারা তিনি তার সংশ্লিষ্ট এলাকার সংশোধন-সংস্কার 
করতে পারেন। কিন্তু তাকে এতটুকু শক্তি অর্জনের অবকাশ দেওয়া যাবে না, 
যার উপর ভিত্তি করে সে স্বয়ং স্থার্থবাদী হওয়ার কৌশল খুঁজতে থাকে এবং 
রাজত্বের বিরুদ্ধে বিদ্রোহ করতে উদ্যত হয়ে যায়। 

নিজের সংশিষ্ট রাজ্যের বড় বড় অঞ্চল ও ভূ-খণ্ডে এমন আমীর বা শাসক 
নিযুক্ত করা উচিৎ, যিনি যুদ্ধাভিযানেরও সক্ষমতা রাখেন। এমন শাসকের 
অধীনে বার হাজার নৈন্যসমাগম রাখা যায়। তবে এই বাহিনী যেন এমন 
লোকদের দ্বারা পূরণ হয়, যাদের অন্তরে জিহাদের তামান্না আছে। আল্লাহ্‌র 
পথে যারা কারও ভ€সনায় ভীত-সন্ত্স্ত নয়। যে কোনও অবাধ্য-অহংকারী 
বিদ্রোহীর সাথে লড়াই ও যুদ্ধ করার শক্তি-ক্ষমতা তাদের মধ্যে আছে। হে 
বাদশাগণ! তোমরা যখন এ কাজগুলো করে ফেলবে, তখন রাজাধিরাজের 
সন্তুষ্টির প্রত্যাশা হবে, যেন তোমরা মানুষের পারিবারিক, বৈবাহিক ও বংশীয় 
জীবনের প্রতি মনোযোগ দাও। তাদের পারস্পরিক লেনদেন আচার-ব্যবহার 
পরিশুদ্ধ করে দাও এবং এমন বানিয়ে দাও যেন এরপর আর কোন ব্যাপার 
এমন না ঘটে বা না থাকে, যা শরয়ী আইন ও নিয়মনীতির অনুকূল নয়। 
এমনটি করার পরেই মানুষ শান্তি-নিরাপত্তার সঠিক আনন্দ-স্বাদে অভিভূত 
হতে পারে ।” 


শাসক ও রাজন্যবর্গের প্রতি সম্বোধন 

ওহে শাসকবর্গ! দেখ, তোমরা কি আল্লাহকে ভয় কর না? দুনিয়ার ভঙ্গুর 
ক্ষণস্থায়ী ভোগ-বিলাসে তোমরা ডুবে যাচ্ছ? আর যেসব লোকের ব্যবস্থাপনা 
তোমাদের উপর ন্যস্ত হয়েছে, তোমরা তাদেরকে ছেড়ে দিয়েছ, যেন তারা 
একে অপরকে গ্রাস করতে ও শোষণ করতে থাকে । ভোমরা কি প্রকাশ্যে 
মদ্যপান কর. না? এরপর তোমাদের এ কাজকে তোমরা পাঁপও মনে কর না। 
তোমরা কি দেখ না, কত লোক উচু উঁচু মহল নির্মাণ করেছে? যেন সেখানে 
ব্যাভিচার করা যায়, মদ্যপান করা যায়, জুয়া খেলা যায়। কিন্তু তোমরা 
সেখানে হস্তক্ষেপ কর না। সে অবস্থার পরিবর্তন (সংশোধন) কর না। কী 
অবস্থা সেসব বড় বড় শহরের, যেখানে ছয়শ বছর ধরে কারও উপর শরয়ী 
দণ্ডবিধি কার্যকর করা হয়নি! যখন দুর্বল কাউকে পাওয়া যায়, তাকে ধরে 
এনে বন্দি কর আর যখন সবল কেউ হয়, তাকে ছেড়ে দাও। তোমাদের 
সকল চিন্তাশক্তি কেবল এ কাজেই ব্যয় হচ্ছে, যাতে তোমরা নানা সুস্বাদু 

Wwww.iscalibrary.com 


হযরত শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্দিসে দেহলভী (র)-এর জীবন ও কর্ম ২২৫ 


খাবারের আইটেম রান্না করাতে থাক, নরম কোমল কমনীয় নারীদের সাথে 
আমোদ কর, দামী দামী পোশাক আর উঁচু উচু বিলাসবহুল প্রাসাদ ছাড়া আর 
কোথাও তোমাদের দৃষ্টি নিবদ্ধ। তোমরা কি তোমাদের মাথা কখনও আল্লাহর 
সামনে নত করবে? আল্লাহর নাম তোমাদের কাছে নিছক নিজেদের 
স্মৃতিচারণ আর কিসসা-কাহিনীতে এ নামকে ব্যবহারের জন্যই রয়ে গেছে। 
মনে হয়, যেন আল্লাহ শব্দের দ্বারা তোমাদের উদ্দেশ্য যুগের পরিবর্তন । 
কেননা তোমরা প্রায়ই বল, আল্লাহ এরূপ করতে ক্ষমতাবান। অর্থাৎ যুগের 
পরিবর্তনের এ ব্যাখ্যা ৷” 


সামরিক কমান্ডোদের প্রতি সম্বোধন 

“ওহে সেনানায়ক! হে সৈনিকসকল! আল্লাহ তাঁআলা তোমাদেরকে 
জিহাদের জন্য সৃষ্টি করেছিলেন। উদ্দেশ্য ছিল, আল্লাহ্‌র বাণী সমুন্নত হবে। 
আল্লাহর কালিমা উঁচু হবে। শিরক ও তার শেকড়গুলো তোমরা পৃথিবী থেকে 
উপড়ে ফেলবে। কিন্তু যে কাজের জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছিল, 
তোমরা তা ছেড়ে দিয়েছ। এখন তোমরা যে অশ্ব পালন কর, অস্ত্র মজুদ কর, 
এর উদ্দেশ্য কেবল এতটুকুই যে, তোমরা এর দ্বারা নিছক তোমাদের রাজ্য 
সম্প্রসারণ করবে। এক্ষেত্রে জিহাদের নিয়ত তোমাদের মোটেও নেই। 
তোমরা মদ্যপান কর। পেয়ালায় পেয়ালায় ভাং পান কর। দাড়ি মুগ্তন কর। 
" গোঁফ লম্বা কর। সর্বসাধারণের উপর বাড়াবাড়ি ও জুলুম কর। অথচ তাদের 
যা কিছু নিয়ে খাও, তার মূল্য তাদের পর্যন্ত পৌঁছে না। আল্লাহর শপথ! 
শীঘই তোমরা আল্লাহর নিকট প্রত্যাবর্তন করবে। এরপর তিনিই 
তোমাদেরকে বলবেন, তোমরা কী কী করতে? 

আল্লাহ চান তোমরা উত্তম পবিত্র নেককার যোদ্ধা-গাজীদের পোশাক 
এবং তাদের আদর্শ গ্রহণ কর। যেন দাড়ি লম্বা কর। গৌফ ছোট কর। পাচ 
ওয়াক্ত নামায যথাযথ আদায় কর জনসাধারণের সম্পদ হরণ থেকে বেঁচে 
থাক। যুদ্ধ ও রণাঙ্গণে দৃঢ়পদ থাক। তোমাদের উচিৎ সফর ও যুদ্ধ ইত্যাদি 
অবস্থায় নামাযের ব্যাপারে যে সব সহজতা ও ছাড় রাখা হয়েছে, সেগুলো 
শিখে নেওয়া। যেমন- নামায সংক্ষেপ করা, একত্রিত করা, সুন্নত ছেড়ে 
দেওয়ার অনুমোদন প্রভৃতি সম্পর্কে অবগত হওয়া । এরপর নামাযকে অত্যন্ত 
মজবুতির সাথে আকড়ে ধরবে । নিজের নিয়তকে পাকা দুরস্ত করে নিবে। 
আল্লাহ তা'আলা তোমাদের সম্মান ও পদমর্যাদায় বরকত (কল্যাণ) দিবেন। 
শত্রুদের উপর তোমাদের দান করবেন বিজয় গৌরব ৷’ 


নর Wwww.iscalibrary.com 
ফর্মা- ১৫ Y 


'পেশাজীবীগণ! দেখ, আমানতের আশ্বহ তোমাদের থেকে হারিয়ে 
গেছে। তোমরা আপন প্রতিপালকের ইবাদত-আনুগত্য থেকে একদম 
চিন্তামুক্ত-উদাসীন হয়ে গিয়েছ। তোমরা নিজেদের মনগড়া উপাস্যদেরকে 
কুরবানী-নযরানা উৎসর্গ কর। তোমরা মাদার (শাহ বদীউদ্দীন) এবং 
কমান্ডার (সেনাপতি মাসউদ গাজী) এর হজ্জ কর। তোমাদের জ্যোতিষ, 
টোটকা, ঝাড়-ফুঁক ইত্যাদি পেশা অবলম্বন করেছে। এটাই তাদের সম্পদ । 
এটাই তাদের বৈশিষ্ট্য । ওরা বিশেষ ধরনের পোশাক-পরিচ্ছদ পরিধান করে । 
বিশেষ খাবার খায়। তাদের মধ্যে যার আয় কম হয়, সে তার স্্ী-সম্তানদের 
অধিকারের তোয়াক্কা করে না। তোমাদের কেউ কেউ কেবল জঘন্য মদকে 
পেশা বানিয়ে নিয়েছে । তোমাদেরই কোনও কোনও লোক স্ত্রীদেরকে ভাড়ায় 
খাটিয়ে পেট পালে। সে লোক কত জঘন্য হতভাগ্য! নিজের ইহকাল-পরকাল 
উভয়টিই ধ্বংস করছে। অথচ আল্লাহ তা'আলা তোমাদের জন্য বিভিন্ন 
ধরনের পেশা ও কামাই রোজগারের পথ খুলে রেখেছেন । যা তোমাদের এবং 
তোমাদের পরিবার-পরিজনদের প্রয়োজনাদির জন্য যথেষ্ট হতে পারত তবে 
তোমাদেরকে খরচের ক্ষেত্রে মিতাচারিতা অবলম্বন করতে হবে । আর এতটুকু 
জীবিকার উপর পরিতৃপ্ত থাকার জন্য উদ্বুদ্ধ ও প্রস্তুত হতে হবে, যা 
তোমাদেরকে সহজে পরকালীন সফলতা পর্যন্ত পৌঁছে দেবে। কিন্তু তোমরা 
আল্লাহর অকৃতজ্ঞতা করেছ। বেছে নিয়েছ জীবিকা নির্বাহের ভ্রান্ত পথ। 
তোমরা কি জাহান্নামের আযাবকে ভয় কর না, যা চরম নিকৃষ্ট ঠিকানা? 

দেখ, তোমরা তোমাদের সকাল-সন্ধ্যা আল্লাহর স্মরণে কাটাবে, আর 
দিনের সিংহভাগ নিজ পেশায় ব্যয় করবে। রাত্রিযাপন কর নিজ স্ত্রীদের 
সঙ্গে। নিজের খরচকে নিজের আয় অপেক্ষা কম রাখ । এরপর যা কিছু বেঁচে 
থাকে, তা দিয়ে পথিক, মুসাফির, অভাবী-ভিক্ষুকদের সাহায্য করো । আর 
কিছু নিজের আকম্মিক বিপদাপদ ও প্রয়োজনাদির জন্য সঞ্চিত রাখবে । 
তোমরা যদি এ পথ অবলম্বন না করে থাক, তবে তোমরা ভুল পথে যাচ্ছ। 
তোমাদের ব্যবস্থাপনা যথার্থ নয়৷’ 
মাশায়িখপুত্রদের প্রতি সম্বোধন 

তারপর মাশায়িখের সন্তান, সে যুগের ইলম পিপাসু এবং দুনিয়া বিরাগী 
সাধক ওয়ায়েজীনদেরকেও তিনি বিশেষভাবে আহ্বান করেছেন। যেমন, 
মাশায়িখপুত্রদেরকে উপদেশ দিয়ে বলেন, 


Wwww.iscalibrary.com 


হযরত শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্দিসে দেহলভী (র)-এর জীবন ও কর্ম ২২৭ 


ছাড়া আকড়ে আছ অর্থাৎ প্রবীণ বুযুর্গদের কারও পুত্র! তোমাদের কাছে 
আমার প্রশ্ন, তোমাদের কী হল যে, বিভিন্ন খণ্ডে খণ্ডে, দলে দলে তোমরা 
বিভক্ত হয়ে পড়েছ? প্রত্যেকেই নিজ নিজ গান নিজ নিজ সীমানায় গেয়ে 
যাচ্ছ। আর যে তরীকা ও আদর্শকে আল্লাহ তা'আলা তার প্রিয় হাবীব 
মুহাম্মাদুর রাসূলুল্লাহ (স)-এর মাধ্যমে প্রেরণ করেছিলেন, তা পরিত্যাগ করে 
তোমরা প্রত্যেকেই এক একজন স্বতন্ত্র দিশারী হয়ে গিয়েছ এবং লোকজনকে 
সেদিকেই আহবান করছ। স্বস্থানে নিজেকে সত্যপস্থী ও পথপ্রদর্শক বানিয়ে 
নিয়েছ। অথচ মূলতঃ তা স্বয়ং ভ্রষ্টতার পথ এবং অন্যদেরকে বিভ্রান্তকারী। 
আমরা কখনও এ প্রকৃতির লোকদেরকে মোটেও পছন্দ করি না, যারা 
মানুষকে নিছক এ উদ্দেশ্যে মুরিদ করে, যাতে তাদের থেকে অর্থকড়ি হাতিয়ে 
নিতে পারে। তারা একটি মহান ইলম শিখে দুনিয়া সঞ্চয় করে। কারণ, 
যতক্ষণ পর্যন্ত আহলে দীন ধর্মভীরুদের রূপ, সাদৃশ্য ও ভাবধারা গ্রহণ না 
করবে, দুনিয়া উপার্জন হতে পারে না। 

আর না আমরা সেসব লোকদের প্রতি সন্তুষ্ট, যারা আল্লাহ ও রাসূল (স) 
কে বাদ দিয়ে স্বয়ং নিজের দিকে মানুষদেরকে ডাকে এবং লোকদেরকে তার 
মর্জির আনুগত্য করার হুকুম দেয়। এরা বাটপার ও লুটেরা । এদের স্থান 
প্রতারক, চরম মিথ্যাবাদী, দাঙ্গাবাজ এবং সেসব লোকদের সঙ্গে, যারা স্বয়ং 
বিপর্যয় ও পরীক্ষার শিকার। 

সাবধান! সাবধান!£ কখনও তার অনুসরণ করবে না, যে আল্লাহর 
কিতাব ও সুন্নাতে রাসূল (স)-এর প্রতি আহবান করে না। নিজের দিকে 
আহ্বান করে। হেয়ালী স্বভাবের সুফীদের ইশারা-ইংগিত সম্পর্কে খোলা 
মজলিসে আলোচনা করা অনুচিৎ। কারণ, উদ্দেশ্য তো (আধ্যাত্মিকতা দ্বারা) 
কেবল মানুষের অনুগহ-কল্যাণের মাকাম লাভ করা । দেখ! তোমাদের জন্য 
কি আল্লাহ তা'আলার নিম্নোক্ত বাণীতে কোনও শিক্ষা নেই? 
০০০ 3১৪৪ 0৯৯01833০95 Latina hla lia Cg 

402 


তে 


“এটি আমার সরল-সঠিক পথ, তোমরা তা অনুসরণ করো । আর বিভিন্ন 
পথের পিছনে পড়ো না। সেসব তোমাদেরকে আল্লাহর পথ থেকে বিচ্যুত 
করে দেবে । (সুরা আন“আম-১৫৩) 


Wwww.iscalibrary.com 


এরপর তিনি এ যুগের ছাত্র-শিক্ষকের উদ্দেশ্যে বলেন, 

‘আরে নির্বোধের দল! যারা নিজেদের নাম “আলেম-উলামা' রেখে 
নিয়েছ, তোমরা গ্রীক দর্শনে ডুবে আছ, মজে আছ নাহব-সরফ ও মা'আনী 
(বা অলংকার) শাস্ত্রে আর মনে করছ, এটাই ইলম-জ্ঞান। স্মরণ রেখো, ইলম 
হয়ত কুরআনের কোনও হুকুম সম্বলিত আয়াতের নাম কিংবা প্রমাণিত 
প্রতিষ্ঠিত সুন্নাত। 

তোমাদের উচিৎ কুরআনে কারীম শিক্ষা করা। প্রথমে এর বিরল 
শব্দাবলি সমাধান (শাব্দিক তথ্যজ্ঞানার্জন) করবে । এরপর শানে নুযূল বা 
কুরআন অবতীর্ণের কারণ অনুসন্ধান কর এবং এর জটিল স্থানগুলোর মর্ম 
উদ্ধার করো। এভাবে যে হাদীস রাসূলে কারীম থেকে সঠিক বলে প্রমাণিত 
হয়ে গেছে, তা সংরক্ষণ কর। অর্থাৎ রাসূলে কারীম. (স) নামায কিভাবে 
পড়তেন, নবীজীর অযু করার পদ্ধতি কী ছিল, নিজের জরুরত পূরণের জন্য 
কিভাবে যেতেন (কিভাবে প্রস্রাব-পায়খানা করতেন)? কিভাবে হজ্জ আদায় 
করতেন? তার জিহাদের নীতিমালা কী ছিল? বাচনভঙ্গি বা কথা বলার ধরন 
কিরূপ ছিল? নিজের যবানকে কিভাবে হেফাজত করতেন? রাসূলে কারীম 
(স)-এর পুরো জীবনাদর্শের আনুগত্য কর এবং সুন্নাতের উপর আমল কর। 
তবে এখানেও মনে রাখতে হবে, যেটি সুন্নাত, তাকে সুন্নাতই জ্ঞান করবে; 
তাকে ফরষের মর্যাদা দিবে না। অনুরূপভাবে তোমাদের উপর যেসব ফর 
কর্তব্য রয়েছে, সেগুলো তোমাদের শিখা উচিৎ। যেমন, অযুর ফরবগুলো কী? 
নামাযের ফরযগুলো কী? যাকাতের নেসাব (ফরয হওয়ার পরিমাণ) কী? 
ওয়াজিব পরিমাণ কী? মাইয়েতের অংশগুলোর পরিমাণ কী? এরপর রাসূলে 
কারীম (স)-এর সাধারণ জীবন চরিত পাঠ করবে, যাতে পরকালের আগ্রহ- 
চিন্তা জন্মে। সাহাবায়ে কিরাম ও তাবেঈনের জীবনকর্ম পাঠ করবে । আর 
এসব বিষয় ফরযসমূহ থেকে বাড়তি ও অতিরিক্ত । কিন্ত আজ তোমরা যেসব 
বিষয়ে জড়িত রয়েছ, যাতে মাথা ঘামাচ্ছ, পরকালীন ইলম-জ্ঞানের সাথে এর 
কী সম্পর্ক; এসব জাগতিক জ্ঞান বিদ্যা ।" 

এরপর সেসব শিক্ষার্থীদের উদ্দেশ্যেই বলেন- 

“যেসব বিদ্যার বৈশিষ্ট্য কেবল উপাদান-উপকরণের মত (যেমন, নাহব- 
ছরফ ইত্যাদি), সেগুলোকে সে অবস্থানেই থাকতে দাও। স্বয়ং সেগুলোকে 
স্বতন্ত্র শাস্ত্র বানিয়ে ফেল না। ইলম-জ্ঞান শিক্ষা করা ওয়াজিব তো এজন্য 
যে, তা শিখে মুসলমান এলাকাসমূহে ইসলামের শে“আর ও নিদর্শনসমূহ চালু 


Wwww.iscalibrary.com 


হযরত শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্দিসে দেহলভী (র)-এর জীবন ও কর্ম ২২৯ 


করবে। কিন্তু তোমরা ধর্মীয় নিদর্শন ও এর আহকাম তো প্রসার করনি। 
আবার মানুষদেরকে প্রয়োজনাতিরিক্ত বিষয়ের পরামর্শ দিচ্ছ। 

তোমরা নিজেদের অবস্থাগুলোর ছারা সাধারণ মুসলমানদেরকে বিশ্বাস 
করিয়েছ যে, উলামাদের সংখ্যা অনেক হয়ে গেছে। অথচ এখনও কত বড় 
বড় এলাকা রয়েছে, যেখানে আলেম-উলামা নেই । আর যেখানে আলেম- 
উলামা পাওয়া যায়, সেখানেও ধর্মীয় নিদর্শনসমূহ প্রাধান্য লাভ করেনি ৷’ 


দীনের মধ্যে সংকীর্ণতা সৃষ্টিকারী নির্জনোপবেশনকারী সাধকদের প্রতি 

এরপর তিনি সেসব লোককেও সম্বোধন করেছেন, যারা নিজেদের 
প্রবঞ্চনাগুলোর নাম রেখেছে দীন-ধার্মিকতা । আর যে তাদের প্রবঞ্চনামূলক 
মানদণ্ডে উত্তীর্ণ না হয়, সে যেন দীন থেকে খারেজ (বা ধর্মচ্যুত) হয়ে গেল। 
এ দলে বেশিরভাগ সন্ন্যাসী সাধক, আবেদ এবং ওয়ায়েজ বক্তাগণই সে যুগে 
আক্রান্ত ছিল। সেজন্য শিরোনামের সূচনা তাদের দ্বারাই করা হয়েছে। শাহ 
সাহেব বলেন- 

“দীনের মধ্যে শীর্ণতা ও কঠোরতার পথ অবলম্বনকারীদের কাছে আমি 
জিজ্ঞাসা করি এবং উপদেশদাতা, আবেদ ও সেসব নির্জনাবাসকারীদের কাছে 
প্রশ্ন, যারা খানকাগুলোতে বসে আছে, বাধ্যতামূলক নিজের উপর দীনকে 
আরোপকারীরা! তোমাদের কী অবস্থা, যে কোনও ভাল-মন্দ বিষয়, প্রত্যেক 
শুক্ষ-তরলের উপর তোমাদের আস্থা-বিশ্বাস রয়েছে, মানুষকে তোমরা জাল 
ও কৃত্রিম হাদীসগুলোর উপদেশ শোনাও, আল্লাহর সৃষ্টিজীবের উপর তোমরা 
জীবন সংকীর্ণ করে ছেড়েছ। অথচ (হে উম্মতে মুহাম্মাদিয়া) তোমরা তো 
এজন্য সৃষ্টি হয়েছিলে' যে, তোমরা মানুষকে পরস্পরে সহজতা পৌঁছাবে । 
তাদেরকে কাঠিন্য-জটিলতায় লিপ্ত করবে না! তোমরা এমন লোকদের 
কথাগুলো প্রামাণ্য উদ্ধৃতিতে পেশ কর, যে অসহায় পর্যদুস্ত ছিল। আল্লাহর 
প্রেম-ভালবাসায় বিবেকবুদ্ধি হারিয়ে ফেলেছিল। অথচ প্রকৃত আশেক আল্লাহ 
ওয়ালাদের কথাগুলো যেনতেনভাবে ফেলে রাখা হয়, সেগুলোর চর্চা হয় না। 
তোমরা প্রবঞ্চনাকে নিজেদের জন্য পছন্দ করে নিয়েছ। আর এর নাম 
রেখেছ “সতর্কতা । অথচ তোমাদের কেবল উচিৎ ছিল, বিশ্বাস ও 
কার্ষতঃভাবে ইহসান ও কল্যাণের মাকামের জন্য যেসব বিষয় জরুরী, নিছক 
সেগুলোই শিখে নিবে । কিন্তু যে অসহায় ব্যক্তি নিজ নিজ বিশেষ অবস্থায় 
পৰ্যুদস্ত-আত্মহারা ছিল৷ খামোখা তাদের কথাগুলোর উপকার সাধন, বিশেষ 
বিশেষ গোজামিল দেবার প্রয়োজন ছিল না। আর না তাতে কাশফের 
অধিকারী লোকবলের বিষয়গুলো সংমিশ্রিত করার প্রয়োজন ছিল! তোমাদের 


Wwww.iscalibrary.com 


উচিৎ মানুষকে মাকামে ইহসান ও কল্যাণের পথে আহবান করা। প্রথমে তা 
নিজে শিখে নিবে। এরপর অন্যদেরকে দাওয়াত দাও। তোমরা কি এতটুকুও 
বুঝ না যে, আল্লাহর সবচেয়ে বড় রহমত এবং সবচেয়ে বড় করুণা সেটিই, 
যা রাসূলে কারীম সে) পৌঁছিয়েছেন। কেবল তাঁর হেদায়াতই প্রকৃত 
হেদায়াত। এরপর তোমরা কি বলতে পার, তোমরা যেসব কাজ করছ, তা 
রাসূলে কারীম (স) এবং সাহাবায়ে কিরাম (রা) করতেন?’ 


সাধারণ মুসলিম উম্মাহর প্রতি সামগিক সম্বোধন; 
বিভিন্ন রোগ নিরূপণ ও তার চিকিৎসা পত্র 

অবশেষে একটি আম সম্বোধন করেছেন সাধারণ মুসলমানদের প্রতি, 
যেখানে বিশেষ কোন শ্রেণীর সুনির্দিষ্টতা নেই। শাহ সাহেব বলেন-_ 

_ “আমি এবার সাধারণ মুসলমানদের উদ্দেশ্যে বলি, হে আদম সন্তানেরা! 
দেখ, তোমাদের চরিত্র নষ্ট হয়ে গেছে। তোমাদের উপর অন্যায়-লালসার 
ভূত সওয়ার হয়ে গেছে। তোমাদের উপর শয়তান নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। 
নারীরা পুরুষদের মাথায় উঠে গেছে। আর পুরুষ করছে নারীদের অধিকার 
হরণ। হারামকে তোমরা নিজেদের.জন্য সুস্বাদু বানিয়ে নিয়েছ। আর হালাল 
হয়ে গেছে তোমাদের জন্য বিস্বাদ-তেতো । সুতরাং আল্লাহর শপথ! আল্লাহ 
তা'আলা আদৌ কাউকে তার সাধ্যাতীত কাজের আদেশ দেননি। তোমাদের 
উচিৎ নিজেদের যৌনচাহিদাগুলো বিবাহের পবিত্র পন্থায় পূরণ করা! চাই 
তাতে একাধিক বিবাহই করতে হোক না কেন। নিজের ব্যয় হ্রাস বৃদ্ধিতে 
তোমরা লৌকিকতা করো না! সে পরিমাণই খরচ কর, তোমাদের মধ্যে যার 
সামর্থ আছে। 

স্মরণ রেখ, একজনের বোঝা অন্যজন বহন করে না। নিজের উপর 
খামোকা সংকীর্ণতা করো না। যদি তোমরা এমন কর, তাহলে তোমাদের 
তনু-মন অবশেষে পাপাচার পর্যন্ত পৌঁছে যাব। আল্লাহ তা'আলা চান তার 
বান্দা যেন তার সহজতাগুলো দ্বারা উপকৃত হয়; যেভাবে তিনি আরও পছন্দ 
করেন যে, কেউ ইচ্ছা করলে অতি উত্তমরূপে আহকামের আনুগত্যও করতে 
পারে । নিজের পেটের চাহিদাগুলো খাদ্যদ্রব্য ছারা পূর্ণ কর এবং এতটুকু 
উপার্জনের চেষ্টা কর, যার দ্বারা তোমাদের প্রয়োজনাদি পূরণ হয়। অন্যদের 
বোঝা হওয়ার ধান্ধা করো না যে, তার কাছ ভিক্ষা করে খাবে, তোমরা 
তাদের কাছে হাত পাতবে আর তারা দিবে। অনুরূপভাবে তোমরা বেচারা 
রাজা-বাদশা ও শাসকবর্গের উপরও বোঝা হয়ে দাঁড়িও না। তোমাদের জন্য 
নিজ হাতে উপার্জন করে খাওয়াই উত্তম। তোমরা যদি এরূপ করো, তাহলে 


Wwww.iscalibrary.com 


হযরত শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্দিসে দেহলভী (র)-এর জীবন ও কর্ম ২৩১ 


আল্লাহ তা'আলা তোমাদের জীবিকারও সুব্যবস্থা করে দিবেন, যা হবে 
তোমাদের জন্য পর্যাপ্ত । 

হে আদম সন্তান! আল্লাহ তা'আলা যাকে শান্তির নিবাস দিয়েছেন, যাতে 
সে আরাম পেতে পারে; এতটুকু পানি, যাতে সে পরিতৃপ্ত হতে পারে; 
এতটুকু খাবার, যাতে জীবন কেটে যায়; এতটুকু পোশাক, যার দ্বারা শরীর 
ঢেকে যায়; এমন স্ত্রী, যে তার জজ্জাস্থানের হেফাযত করতে পারে এবং 
জীবন সংগ্রামে সাহায্য করতে পারে। তাহলে স্মরণ রেখ, দুনিয়া তার 
পুরোপুরিভাবে হাসিল হয়ে গেছে। সে যেন আল্লাহর শোকর করে। 

মোটকথা, মানুষকে আয়-রোজগারের যে কোন পথ অবলম্বন করতে 
হবে । সেই সাথে আত্মতুষ্টিকে নিজের জীবনের নিয়ামক বানাতে হবে। জীবন 
যাপনে মিতাচারের পথ গ্রহণ করতে হবে। আর আল্লাহ তাঁআলাকে স্মরণ 
করার যে সময়-সুযোগ পাওয়া যাবে, তাকে গণীমত মনে করতে হবে । অন্ত 
ত তিনবেলা সকাল-সন্ধ্যা ও শেষরাত্রের যিকিরের লক্ষ্য রাখতে হবে 
বিশেষভাবে । আল্লাহ তা“আলাকে স্মরণ করবে তার তাসবীহ-তাহলীল ও . 
কুরআন তিলাওয়াতের মাধ্যমে রাসূলে কারীম (স)-এর হাদীস শুনবে এবং 
যিকিরের মজলিসে হাযির হবে । | 

হে আদম সন্তান! তোমরা এমন সব বিকৃত রীতিনীতি গ্রহণ করে নিয়েছ, 
যার ফলে দীনের আসল রূপরেখা বদলে গেছে। তোমরা আশুরার দিন মিথ্যে 
আচার-অনুষ্ঠানে একত্রিত হও। তদ্রুপ শবেবরাতে খেলাধুলায় লিপ্ত হও আর 
মৃত ব্যক্তিদের জন্য খাবার রান্না করে ভক্ষণ করাকে পুণ্য মনে কর। তোমরা 
সত্যবাদী হলে এর প্রমাণ পেশ কর। 

এভাবে তোমাদের মধ্যে আরও খারাপ খারাপ প্রথা চালু আছে। যেগুলো 
তোমাদের জীবন সংকীর্ণ করে দিয়েছে । যেমন- উৎসব-অনুষ্ঠানগুলোতে 
তোমরা সীমাতিরিক্ত লৌকিকতা শুরু করে দিয়েছ। তন্রুপ আরেকটি কুপ্রথা 
হল, যত কিছুই হয়ে যাক, তথাপি তালাককে যেন তোমরা নাজায়েয সাব্যস্ত 
করে নিয়েছ। এভাবে বিধবা বিয়ে থেকে তোমরা বিরত থাকছ। এসব 
পালনে তোমরা নিজেদের সম্পদ নষ্ট করছ। সময় নষ্ট করছ। আর যত 
ফলপ্রসূ রীতিনীতি ছিল, সেগুলো ছেড়ে দিয়েছ। 

তোমরা তোমাদের নামাযকে বরবাদ করে দিয়েছ। তোমাদের কিছু 
লোক দুনিয়া উপার্জন ও নিজ ধান্ধায় এতটা ফেঁসে গেছে যে, তাদের 
নামাযের সময়ই মিলে না। কেউ কেউ কিসসা-কাহিনী শুনে সময় নষ্ট করে । 
যাহোক, এরপরও যদি মানুষ এমন মাহফিল মসজিদের সন্নিকটে কোনও 
স্থানে আয়োজন করত, তাহলে হয়ত তাদের নামায নষ্ট হত না। তোমরা 

Wwww.iscalibrary.com 


যাকাত দেওয়াও পরিত্যাগ করেছ। অথচ এমন কোন ধনাঢ্য ব্যক্তি নেই, যার 
নিকটাত্মীয় ও আপনজনদের মাঝে অভ্াবী-দরিদ্রলোক নেই । ধনাঢ্যরা যদি 
সেসব লোককে সাহায্য করে এবং তাদেরকে পানাহার করায় আর যাকাত 
প্রদানের নিয়ত করে, তবে এটাও তাদের জন্য যথেষ্ট হতে পারে। 

তোমরা অনেকেই রোযা ছেড়ে দিয়েছ। বিশেষতঃ সামরিক কর্মকর্তারা 
বলে, তারা রোযা রাখতে সক্ষম নয়। অর্থাৎ তাদের যে পরিশ্রম করতে হয়, 
যে কষ্ট সহ্য করতে হয়, তার সাথে রোযা রাখা যায় না। তোমাদের জানা 
উচিৎ, তোমরা পথ ভুল করে ফেলেছ। তোমরা সরকারের মাথায় বোঝা হয়ে 
গেছ। সম্রাট (শাসক) যখন তার কোষাগারে (ত্রাণ তহবিলে) এতটুকু সুযোগ 
না পান, যার দ্বারা তোমাদের ভাতা দিবেন, তখন তোমরা জনসাধারণের 
জীবন দুর্বিষহ করে তোল। সৈনিকগণ! এটা তোমাদের কেমন বদঅভ্যাস! 
কিছু লোক এমনও আছে, যারা রোযা রাখে বটে। কিন্তু সাহরী খায় না। 
রমাযান সেসব কঠিন কাজকর্ম পরিহার করে না, যার কারণে রোযা তাদের 
উপর ভারী হয়ে যায়।" 
সংস্কারমূলক উদ্দেশ্যসমূহের এ যুগে যেসব বিষয়ের সাথে সংশ্লিষ্ট চাহিদা 
হচ্ছে, তা একটি দীর্ঘ অধ্যায়। কিন্তু পিছনের দরজা দিয়ে মানুষ চুপিসারে 
বিরাট কল্যাণ দেখতে পাবে । আর বোকাদের জন্য তার নমুনা যথেষ্ট ৷ 


সীতিনীতির সুস্থতা ও সমাজশুদ্ধি 

শাহ সাহেব উক্ত বিশেষ শ্রেণীগুলোর প্রতি একান্ত সম্বোধনের উপরই 
ক্ষান্ত হননি বরং তৎকালীন মুসলিম সমাজে শত শত বছর ধরে হিন্দুদের 
মাঝে বসবাস, হাদীস ও সুন্নাতের প্রচার-প্রসার না হওয়া, ধর্মীয় উলামায়ে 
কিরামের উদাসীনতা ও ক্রুটি-বিচ্যুতি ইসলামী সাম্রাজ্যের দায়িতৃ-অজ্ঞতা 
এবং ধর্মীয় হিসাব প্রস্তুতি না থাকার কারণে হিন্দু ধর্মীয় যেসব রীতিনীতি, 
বিদ'আত, কুসংস্কার ও অনৈসলামিক নিদর্শনাবলি প্রচলিত হয়ে গিয়েছিল 
আর মুসলমানরা সেগুলো মেনে চলত, সে সম্পর্কে শাহ সাহেব কঠোরভাবে 
সমালোচনা করেছেন। সেসব ভ্রান্ত আকীদা-বিশ্বাস, সংশয়-সন্দেহ এবং 
অমুসলিমদের অনুকরণের নিন্দা করেছেন। সাধারণতঃ যুক্তিবিদ্যা ও দর্শন 
শাস্ত্রের সম্পৃক্ত যেসব আলেম-উলামা ছিলেন, তারা উক্ত অভ্যাস ও 
রীতিনীতিগুলোকে তুচ্ছ জ্ঞান করে কিংবা এই বিক্ষিপ্ততা ও গণবিরোধিতার 
কবল থেকে আত্মরক্ষার জন্য এগুলো উপেক্ষা করত। 

হযরত মুজাদ্দিদে আলফেসানী রে), যিনি স্বরচিত একাধিক বই-পুস্তকে 
সেসব শিরকী আকীদা-বিশ্বীস, জাহেলিয়াতের নিদর্শন ও ভ্রান্ত রীতিনীতির 


Wwww.iscalibrary.com 


হযরত শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্দিসে দেহলভী (র)-এর জীবন ও কর্ম ২৩৩ 


নিন্দাবাদ ও প্রত্যাখ্যান করেছেন, ভার পরে ইসলাহে রুসুম বা রীতিনীতির 
সংশোধন ও সমাজশুদ্ধির কাজ হযরত শাহ ওয়ালীউল্লাহ (র)-এর মাধ্যমে 
শুরু হয়েছে। যার পূর্ণতা দান করেছেন তার সম্মানিত পুত্রণণ এবং তারই 
বংশের প্রশিক্ষণপ্রাপ্ত মুছলিহীনে উম্মত (বা জাতির সংশোধনকারী) হযরত 
সাইয়িদ আহমদ শহীদ রে), শাহ আবদুল আযীয (র), হযরত শাহ ইসমাঈল 
শহীদ রে) (যিনি শাহ সাহেবের নাতি)। নিম্নে “তাফহীমাত' ও “অসীয়তনামা" 
€ফার্সী)-এর একটি উদ্ধৃতি পেশ করা হচ্ছে। 

“হিন্দুদের নিকৃষ্ট স্বভাবগুলোর মধ্যে একটি হল, যখন কোনও স্ত্রীর স্বামী 
মারা যায়, তাকে তখন দ্বিতীয় বিয়ে করতে দেয় না। এ স্বভাবরীতি মোটেও 
ছিল না আরবদের মধ্যে । না রাসূলে কারীম (স) পূর্বে, না তার যুগে, আর না 
তার পরে। আল্লাহর তা'আলা তার উপর রহমত করুন, যে এই কুপ্রথাকে 
বিলীন করবে। যদি জনসাধারণের দ্বারা এই কুপ্রথার বিলুপ্তি সম্ভব না হয়, 
তাহলে স্বগোত্রেই আরবদের রীতিকে চালু করা উচিৎ । আর যদি তা-ও সম্ভব 
না হয়, তাহলে এঁ রীতিকে নিকৃষ্ট জ্ঞান করবে এবং মন থেকে এর বিদ্বেষ 
রাখবে । কেননা এটাই ঘৃণার সর্বনিম্ন পর্যায়। 

আমাদের দ্বিতীয় বদঅভ্যাস হল, আমরা অনেক বড় অংকের মোহর ধার্য 
করি। রাসূল কারীম (স) (যিনি ছিলেন শ্রেষ্ঠ মানব, যার সঙ্গে আমাদের 
ইজ্জত-সম্মান জড়িত) তার সহ্ধর্মীনীদের মোহর সাড়ে বার উকিয়া নির্ধারণ 
করে ছিলেন, যার পরিমাণ দাড়ায় পাঁচশ দিরহাম । 

আমাদের আরেকটি বদঅভ্যাস অপব্যয়ের। কাজেই বিভিন্ন আনন্দ- 

" উৎসব ও রুসম-রেওয়াজে আমরা প্রচুর খরচ করি। রাসূলে কারীম (স) 
থেকে বিয়ে-শাদীতে কেবল অলীমা ও আকীকার বিষয়টি প্রমাণিত আছে। 
সুতরাং এতদুভয় বিষয়ের আনুগত্য করা উচিৎ। আর এর অন্যথা থেকে বেঁচে 
থাকা উচিৎ কিংবা সেসবের তেমন গুরুত্ব না দেওয়া উচিৎ। 

আমাদের বদঅভ্যাসগুলোর মধ্যে দুঃখ-শোকের মুহূর্তগুলো রজত (তিযা, 
চতুর্থিয়া), চল্লিশা, ষান্মাসিক, ফাতিহা ও বার্ষিকী নামেও অপব্যয় রয়েছে। 
অথচ এসবের কোনটিরই প্রাচীন আরবে প্রচলন ছিল না। উত্তম হল, মৃত 
ব্যক্তির উত্তরাধিকারীগণের প্রতি তিনদিন সমবেদনা প্রকাশ এবং একদিন এক 
রাত খাবারের ব্যবস্থা ছাড়া আর কোন রেওয়াজ পালন করবে না । তিনদিন 
পর বংশের নারীণ সমবেত হয়ে মৃত ব্যক্তির মহিলাদের কাপড়ে সুগন্ধি 
মাখাবে। আর যদি মৃতব্যক্তির স্ত্রী জীবিত থাকে, তবে ইন্দতকাল অতিবাহিত 
হয়ে শোক পালনের ক্রমধারা সমাপ্ত করে দিবে ।” 


Wwww.iscalibrary.com 


মাওলানা সাইয়িদ আবুল আ'লা মওদুদী তার রচনা “মানসাবে তাজদীদ 
কী হাকীকত' এবং “তারীখে তাজদীদ হযরত শাহ ওয়ালীউল্লাহ মাকাল' 
(আল ফুরকান-ওয়ালীউল্লাহ সংখ্যা) এর মধ্যে 'ইযালাতুল খফা' ও 
'তাফহীমাত' এর বিভিন্ন উদ্ধৃতি সন্নিবেশিত করার পর যথার্থই লিখেছেন, 
‘এসব উদ্ধৃতি থেকে যথেষ্ট অনুমিত হয় যে, শাহ সাহেব মুসলমানদের 
অতীত-বর্তমানের কী পরিমাণ বিস্তারিত তদন্ত করেছেন এবং কী পরিমাণ 
সামধিকতার সাথে সেসবের সমালোচনা করেছেন? এ ধরনের সমালোচনার 
আবশ্যকীয় ফলাফল দীড়ায়- সমাজে যতগুলো সৎ উপাদান বিদ্যমান থাকে, 
যাদের অন্তর ও.বিশ্বাসে সতেজতা, যাদের হৃদয়ে ভালমন্দের পার্থক্য থাকে, 
তাদেরকে শোচনীয় অবস্থা-পরিস্থিতির অনুভূতি চরমভাবে ব্যথিত করে। 
তাদের ইসলামী মূল্যবোধ বিরাট তীন্্ম হয়ে যায়। এমনকি তাদের 
আশপাশের জীবনযাত্রায় প্রচলিত জাহেলিয়াতের (অন্ধকার যুগের) প্রত্যেক 
প্রভাব তাদেরকে গীড়িত-ক্ষতবিক্ষত করতে থাকে । তাদের পার্থক্যশক্তি এত 
বেড়ে যায় যে, তারা জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলাম ও জাহেলিয়াতের 
সংমিশ্রণকে উপলব্ধি করতে থাকেন। তাদের ঈমানী শক্তি এত বেশি সজাগ- 
সচেতন হয়ে যায়, যার ফলে মর্মস্তদ জাহেলিয়াতের প্রতিটি অশনি সংকেত 
তাদেরকে সংশোধনের জন্য ব্যাকুল করে দেয়। এরপর একজন মুজাদ্দিদ 
(সংস্কারক)-এর জন্য তাদের সম্মুখে নতুন সংস্কারের একটি নকশা 
সুস্পষ্টরূপে উপস্থাপন করা জরুরী হয়ে পড়ে । যেন বিদ্যমান অবস্থাকে যে 
রূপরেখায় পরিবর্তন করা উদ্দেশ্য, তার উপর লোকজন আপন দৃষ্টি নিবদ্ধ 
করতে পারে। সে দিকেই নিয়োজিত করে দেয় নিজেদের সকল প্রচেষ্টা ও 
কার্যক্রমকে । এই সংস্কার ও গঠনমূলক কাজও শাহ সাহেব সেই মাধুর্য ও 
পূ্ণাঙ্গতার সাথে আঞ্জাম দিয়েছেন, যা তার সমালোচনামূলক কর্মে আপনারা 
ইতোপূর্বে লক্ষ্য করেছেন ।' 


Wwww.iscalibrary.com 


একাদশ অধ্যায় 


শ্ৰদ্ধাভাজন পুত্ৰ, উচ্চ মর্ধাদাসম্পন্ন খলীফা 
প্রসিদ্ধ সমসাময়িক ব্যক্তিত্ব 


সুযোগ্য পুত্র ও উত্তরসূরীগণ 

উম্মতের সংশোধনকারী ও ইসলামের সংক্কারকগণের মধ্যে হাকীমুল 
উম্মত হযরত শাহ ওয়ালীউল্লাহ দেহলভী রে)-এর উপর আল্লাহ তা'আলার যে 
বিশেষ নেয়ামতরাজি আর আহলে দাওয়াত ও আবীমতের মধ্যে তার যত 
স্বকীয়তা রয়েছে, তনুধ্যে একটি এঁতিহাসিক স্বকীয় বৈশিষ্ট্য এবং তার সাথে 
আল্লাহ পাকের বিশেষ একটি ব্যাপার ছিল, আল্লাহ তাআলা তাকে এমন পুত্র 
ও উত্তরসূরী দান করেছেন, যার ফলে অকুণ্ঠচিত্তে বলতে হয় | 2] ০ 
-এ১ তথা সুযোগ্য পূর্বসূরীর যোগ্য উত্তরসূরী । যারা শাহ সাহেবের জ্বেলে 
যাওয়া প্রদীপ নিছক প্রজ্কলিত ও দীস্তিমানই রাখেননি বরং এর দ্বারা শত-সহস্র 
প্রদীপ জ্বালিয়েছেন। তারপর এ প্রদীপগুলোর মধ্যে সে প্রদীপ জ্বলতে থাকে, 
যার দ্বারা গোটা ভারত উপমহাদেশ এবং এর বাইরেও কুরআন-হাদীস, বিশুদ্ধ 
আকীদা-বিশ্বাস, নিখুত একত্ববাদের প্রসার, শিরক-বিদ“আতের খণ্ডন, 
রীতিনীতির সংশোধন, আত্মশুদ্ধি, ইহসান ও কল্যাণের মর্যাদা লাভ, এলায়ে' 
কালিমাতিল্লাহ, আল্লাহর আইন সমুন্নত করা, আল্লাহর রাহে জিহাদ, ধর্মীয় 
মূল্যবোধ, ধর্মীয় বিদ্যাপীঠ ও শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা, সঠিক ধর্মীয় শিক্ষার ব্যাখ্যা 
ও তাবলীগের (প্রচারের) জন্য সংকলন ও গ্রন্থ রচনা, কুরআন-হাদীস, 
সেকাল থেকে আজ পর্যন্ত চালু রয়েছে। যদি সেই পুণ্যময় পদক্ষেপ ও 
প্রচেষ্টাগুলোর ইতিহাস লক্ষ্য করা হয় আর কল্যাণ ও বরকতের সেসব কেন্দ্র 
ও সিলস্লাগুলোর “শাজারায়ে নসব’ (বংশ তালিকা)-এর পর্যালোচনা করা 
হয়, তাহলে অনুভূত হবে যে, এক চেরাগ থেকে আরেকটি চেরাগ জুলছিল 
যথারীতি । আর এসব চেরাগ দীপ্তিমান হয়েছে সেই চেরাগ ছারা, যা হিজরী 
বার শতকের মাঝামাঝি হাকীমুল ইসলাম হযরত শাহ ওয়ালীউল্লাহ দেহলভী 
(র) নানা অন্ধকারের ঝড়ের মধ্যে জ্বালিয়েছিলেন। এ পর্যায়ে অনিচ্ছাতেই 
নিম্নোক্ত ফার্সী কবিতা মুখে চলে আসে- 


Wwww.iscalibrary.com 


UTNE et A 
ashi 
বিস্ময়কর সাদৃশ্য 
সুযোগ্য পুত্ৰগণ এবং তাদের দ্বারা শাহ সাহেবের বিশেষ দাওয়াত ও এই 
সিলসিলার প্রচার-প্রসারে (যা অন্যান্য সহস্ গুণাবলি সত্বেও জীবন চরিত ও 
স্মারক গ্রস্থাবলিতে উল্লেখিত একটি বিরল ও দুর্লভ বৈশিষ্ট্য) তার (শাহ 
সাহেবের) স্বয়ং আপন সিলসিলায়ে নকশেবন্দিয়া মুজাদ্দেদিয়ার প্রতিষ্ঠাতা ও 
শায়খুল মাশায়িখ হযরত মুজাদ্দিদে আলফে সানী (র)-এর সঙ্গে বিস্ময়কর 
সাদৃশ্য রয়েছে। হযরত মুজাদ্দিস রে) এর সুযোগ্য চারপুত্র কামালাতের স্তরে 
পৌঁছে। খাজা মুহাম্মদ সাদিক, খাজা মুহাম্মদ সাঈদ, খাজা মুহাম্মদ মাছুম ও 
খাজা মুহাম্মদ ইয়াহইয়া (র)। তন্মধ্যে প্রথমোক্ত বুযুর্গ খাজা মুহাম্মদ সাদিকের 
২৫ বছর বয়সে ১০২৫ হিজরীতে ইন্তিকাল হয়ে যায়। হযরত মুজাদ্দিদ (র) 
থেকে তার ব্যাপারে উচ্চাঙ্গের বাক্য বর্ণিত আছে। এই সিলসিলায়ে 
মুজাদ্দেদিয়ার প্রসার ঘটে শেষোক্ত সম্মানিত তিন পুত্রের মাধ্যমে । আর হযরত 
সাইয়িদ আদম বিনুরী (র) কে বাদ দিয়ে (যার সম্পর্ক হযরতের সঙ্গে বংশের 
পরিবর্তে আত্মীয়তার ছিল। আর এই আত্মীয়তার সম্পর্ক এত শক্তিশালী ও 
মাকবুল ছিল যে, তারই বংশ পরম্পরায় জন্ম নিয়েছেন হযরত শাহ ওয়ালীউল্লাহ 
দেহলভী (রে), হযরত সাইয়িদ আহমদ শহীদ (র), হযরত হাজী এমদাদুল্লাহ 
মুহাজিরে মক্কী (র) এবং তার প্রসিদ্ধ খলীফাগণ ও বড় বড় উলামায়ে কিরাম ৷) 
এই উঁচু সিলসিলার প্রচার-প্রসার এবং হযরত মুজাদ্দিদ রে)-এর শুরু করা 
সংস্কার কর্ম ও বিপ্লবের পূর্ণতা লাভ করেছে উক্ত মহান তিন পুত্রের মাধ্যমে ৷ 
এরপর উক্ত তিন বুযুর্গের মধ্যে হযরত খাজা মুহাম্মদ মাছুম রে) ছিলেন বিশেষ 
মর্যাদার অধিকারী । তার মাধ্যমে এই সিলসিলা তুর্কিস্তানন আরব এবং 
তুরস্কবাসী পর্যন্ত পৌঁছেছে। জনৈক কবি যথার্থই বলেছেন- 
EEA HI 
৮০০7, 
“খাজা সপ্ত বিশ্বের প্রদীপ । ভারত থেকে রোম পর্যন্ত তার আলো আভায় 
উজ্জ্বল দীপ্তিমান ৷’ 
অনন্তর তারই (মুজাদ্দিদ র. -এর) অদৃশ্য হাত এবং বাতেনী তাওয়াজ্জুহ 
-এর বরকতে আকাবিরের সিংহাসনে দুই পুরুষ পরই সেই 


Wwww.iscalibrary.com 


হযরত শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্দিসে দেহলভী রে)-এর জীবন ও কর্ম ২৩৭ 


আত্মমর্ধাদাবোধসম্পন্ন, মুজাহিদ ও গাজী, শরীয়তের অনুবর্তী, ধর্মভীরু 
ফকীহ শাসক অধিষ্ঠিত হন, যিনি দীন বিলুগ্তকারী হওয়ার পরিবর্তে দীনের 
সাহায্যকারী এবং জাতির ধ্বংসকারী হওয়ার পরিবর্তে জাতির সেবক স্বীকৃতি 
পান। যাকে হযরত খাজা প্রথম থেকেই তার চিঠিপত্রে “দীনের আশ্রয় বাদশা 
মহোদয়!’ লিখে এই মহান কাজের জন্য প্রস্তুত করছিলেন! 

ঠিক তন্রম্পভাবে শাহ ওয়ালীউল্লাহ (র) রেখে যান চারজন সুযোগ্য 
উত্তরসূরী পুত্র। হযরত শাহ সাহেবের সম্মানিত পুত্রদেরও একই অবস্থা ছিল। 
তার চার পুত্রের মধ্যে শাহ আবদুল গণী রে) (যিনি তার ভাইদের মধ্যে 
সর্বকনিষ্ঠ ছিলেন) এর আপন ভাইদের সবার আগে (১২২৭ হি.) ইন্তিকাল 
হয়ে গেল। শাহ সাহেবের শিক্ষাদীক্ষা তার জ্ঞান-পরজ্ঞার প্রচার-প্রসার, 
মহাপুরুষদের তরবিয়ত ও পূর্ণতা দান এবং সংকলন ও রচনার সেই বিশেষ 
ভাবধারা, যাতে শাহ সাহেবের আথহ-চেতনা এবং ইজতিহাদ ও সংস্কারের রঙ 
চমকাত, উক্ত তিন পুত্রের মাধ্যমে চালু থাকে । এরপর এই তিন বুযুর্গের মাঝে 
“সিরাজুল হিন্দ’ (ভারতের সূর্য) হযরত শাহ আবদুল আযীয (র)-এর আপন 
ভাইদের মধ্যে সেই মর্যাদা হাসিল হয়, যা হাসিল হয়েছিল হযরত মুজাদ্দিদ 
(র)-এর পুত্রদের মধ্যে হযরত খাজা মুহাম্মদ মাছুম রে)-এর। আর তার 
(শাহ আবদুল আযীয র.-এর) মাধ্যমে শাহ সাহেব রে)-এর সিলসিলা এবং 
তার জ্ঞান-প্রজ্ঞা ও শিক্ষাদীক্ষার বিশ্বব্যাপী প্রসার হয়। কোনও কোনও শাখার 
তো এমনভাবে সম্প্রসারণ ও পূর্ণতা দেওয়া হয় যে, বিনয়ের সাথে বলতে হয়, 
‘পিতা যদিও (সম্পন্ন করতে) পারেনি; পুত্র পূর্ণতা দান করেছেন. 

আমরা শাহ সাহেবের শুরু করা (হাতে নেওয়া) কাজকর্মগুলোর এই 
পূর্ণতা দান, সম্প্রসারণ ও উন্নতি দান, যা শাহ আবদুল আযীয (র) এর 
হাতে বাস্তবায়িত 'হয়েছে- এর আলোচনার পূর্বে তার (শাহ আবদুল আযীয 
র.-এর) সংক্ষিপ্ত জীবনকর্ম, জীবনচরিত ও পরিচিতি পেশ করছি। এ প্রসঙ্গে 
আমরা মাওলানা হাকীম সাইয়িদ আবদুল হাই হাসানী রে) রচিত 'নুযহাতুল 
খাওয়াতির' গ্রন্থের সপ্তম খণ্ড থেকে সংগৃহিত তার আলোচনা উদ্ধৃত করার 
উপরই যথেষ্ট করব, যা বস্তুনিষ্ঠ প্রামাণ্য হতে পারে । 


হ্যরত শাহ আবদুল আযীয (র) দেহলভী 

আযীয ইবনে শাহ ওয়ালীউল্লাহ ইবনে শাহ আবদুর রহীম. উমারী দেহলভী 

(র) খোদ সমকালের আলেমগণের সর্দার এবং আলেমদের শিরোমণি, 

সকলের নয়ন ও প্রদীপ, কেউ কেউ তাকে ‘সিরাজন হিন্দ' আর কেউ 
Wwww.iscalibrary.com 


জ্জাতুল্লাহ' উপাধিতে ভূষিত করেছেন। তিনি বৃহস্পতিবার রাত ২৫ রমযান 
১০৫৯ হিজরীতে জন্মগ্রহণ করেন। যেমনটি তার এতিহাসিক নাম ‘গোলাম 
হালীম’ থেকে জানা যায়। তিনি কুরআনে কারীম হিফয করা থেকে অবসর 
হয়ে স্বীয় পিতার কাছে শিক্ষা গ্রহণ শুরু করেন। তিনি তার কাছে পাঠ-শ্রবণ 
উভয়ভাবে পূর্ণ তত্তানুসন্ধান, প্রামাণ্যভাবে ও মনোযোগিতার সাথে ইলম 
হাসিল করেন। যার ফলে তার বিভিন্ন শাস্ত্র ও বিদ্যায় প্রদীপ্ত জ্ঞান অর্জিত 
হয়ে যায়। যখন তার বয়স ষোল বছর, তখন তার সম্মানিত পিতা ইত্তিকাল 
করেন। এরপর তিনি শায়খ নৃরুল্লাহ বড়হানবী, শায়খ মুহাম্মদ আমীন 
কাশ্মীরী থেকে উপকৃত হন। তিনি শিক্ষাগত ইযাযত লাভ করেন শাহ 
মুহাম্মদ আশেক ইবনে উবাইদুল্লাহ ফুলতী থেকে। যিনি তার সম্মানিত 
পিতার সংশ্রবপ্রাপ্ত ও ঘনিষ্ট ব্যক্তি ছিলেন৷ তিনি সেসব বুযুর্গ ব্যক্তিবর্গ থেকে 
এমন সব শাস্ত্র জ্ঞানে উপকার ও পূর্ণতা লাভ করেন, যা পিতার ইস্তিকালে 
পূর্ণতার জন্য তৃষ্ণার্ত ছিল। স্বয়ং তিনি স্বরচিত একটি গ্র্থে স্বীয় পিতা এবং 
অন্যান্য উলামায়ে কিরাম থেকে উপকৃত হওয়ার বিশদ বিবরণ পেশ 
করেছেন। যার দ্বারা বুঝা যায়, তিনি হাদীস গ্রস্থাবলির মধ্যে পূর্ণ মুয়াত্তা 
মুসাওয়াসহ এবং মিশকাতুল মাসাবীহ স্বীয় পিতার কাছে পড়েছেন। হিসনে 
হাসীন ও শামায়েলে তিরমিধীর সবক পিতার সামনে তিনি শ্রবণ করেছেন 
আর পাঠ করেছেন তারই আপনভাই শায়খ মুহাম্মদ (র)। সহীহ বুখারী হজ্জ 
পূর্ব পর্যন্ত শ্রবণ করেছেন সাইয়িদ গোলাম হুসাইন মক্ধীর পাঠ। জামে 
তিরমিযী, সুনানে আবী দাউদ শ্রবণ করেন মাওলানা যহুকুল্লাহ মুরাদাবাদীর 
পাঠ আর মুকাদ্দামায়ে সহীহ মুসলিম ও এর কতিপয় হাদীস এবং সুনানে 
ইবনে মাজাহ -এর কিয়দাংশ শ্রবণ করেন মুহাম্মদ জাওয়াদ ফুলতীর কিরাত 
(পঠন)। মুপালসালাত ও মাকছিদে জামেউল উসূলের কিয়দাংশ শ্রবণ করেন 
মাওলানা জারুল্লাহ নুযাইলে মক্কা (মক্কার অতিথি) থেকে । সুনানে নাসায়ীর 
কিছু অংশ শ্রবণ করেন আপন পিতার সবকের মজলিস থেকে । সিহাহ 
সিত্তাহর অবশিষ্ট অন্যান্য অধ্যায়গুলো শ্রবণ করেন আপন পিতার খলীফাগণ 
থেকে। যেমন- শায়খ নৃরুল্লাহ ও খাজা মুহাম্মদ আমীন থেকে শ্রবণ 
করেছেন। এছাড়া অন্যান্য কিতাবাদির আম ইযাযত লাভ করেন আপন 
পিতার একান্ত খলীফা ও মামাতো তাই শাহ মুহাম্মদ আশেক ফুলতী এবং 
খাজা মুহাম্মদ আমীন থেকে । আর এই দুই বুষুর্গের জন্য. তার আব্বাজানের 
ইযাঁযতনামা “তাফহীমাত' ও 'শিফাউল আলীল'-এর মধ্যে বিদ্যমান আছে। 
সেসব বুযুর্গ তার পিতার" কাছে পড়েছেন। আর শাহ মুহাম্মদ আশেক তার 


Wwww.iscalibrary.com 


হযরত শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্দিসে দেহলভী (র)-এর জীবন ও কর্ম ২৩৯ 


পিতা শায়খ আবু তাহের মাদানীর খিদমতে পঠন-শ্রবণ এবং তার থেকে 
ইযাযতেও শরীক ছিলেন। তার সনদগুলো তারই রচিত, “আল-ইরশাদ ফী 
মুহিম্মাতিল ইসনাদ’ ইত্যাদি পুস্তকসমূহে উল্লেখ আছে। 

তিনি দীর্ঘদেহী, ক্ষীণকায়, বাদামী বর্ণের, প্রশস্ত চোখের অধিকারী 
ছিলেন। দাড়ি ছিল ঘন। খত্তে নসখ ও রুকআ খুবই চমৎকারভাবে লিখতেন । 
তীর নিক্ষেপণ, অশ্বারোহণ ও সংশীতেও দক্ষতা রাঁখতেন। তার থেকে সবক 
নেন তার ভ্রাতাগণ- শাহ আবদুল কাদের, শাহ রফীউদ্দীন, শাহ আবদুল গণী 
এবং তার জামাতা মাওলানা আবদুল হাই ইবনে হেবাতুল্লাহ বড়হানবী। 
মুফতী এলাহী বখশ কান্ধলবী ও সাইয়িদ কামরুদ্দীন সোনাপতি তার কাছে 
পঠন ও শ্রবণে তার ভাইদের সঙ্গে ছিলেন। হযরত শাহ গোলাম আলী 
মুজাদ্দেদী (র) (খলীফা- হযরত মিযা মাযহার জানে জানা র.) তার কাছে 
সহীহ বুখারী পড়েন। মাওলানা সাইয়িদ কুতুবুল হুদা ইবনে মাওলানা 
মুহাম্মদ ওয়াযেহ রে) রায়বেরেলী তার কাছে সিহাহ সিত্তাহর সবক নেন। 

তার- অন্যান্য সঙ্গীসাথী তার ভাইদের কাছে পড়েছেন আর সনদ 
নিয়েছেন তার কাছ থেকে । তার সবকে হাযির থাকেন । তার দরসে কুরআন 
শ্রবণ করেন। তার থেকে যথাসাধ্য উপকার লাভ করেন। তার এখানে কারী 
ছিলেন তারই দৌহিত্র শাহ মুহাম্মদ ইসহাক ইবনে আকল উমারী, যিনি 
প্রতিদিন কুরআনে কারীমের এক রুকু তিলাওয়াত করতেন। শাহ সাহেব 
তার তাফসীর করতেন । এটাই ছিল তার মহান পিতা শাহ ওয়ালীউল্লাহ রে)- 
এর নীতি । শাহ ওয়ালীউল্লাহ (র)-এর শেষ দরসে কুরআন * ৯৯ 81,৯১০ 
(95801 =" আয়াতখানা পর্যন্ত তাফসীর হয়েছিল। সেখান থেকে শাহ 
আবদুল আযীয (র) তার সবক (পাঠদান) শুরু করেন। তার শেষ সবক ' এ 
A 40 ০ ৮০১৫ আয়াত পর্যন্ত হয়েছিল। সেখান থেকে তার দৌহিত্র 
শাহ মুহাম্মদ ইসহাক (র) তার সবক শুরু করেন। যেমনটি “মাকালাতে 
তরীকত” -এ রয়েছে। তিনি নিজের জ্ঞান-প্রজ্ঞা, বুদ্ধি-মেধা ও তীক্ষ্ মুখস্থ 
শক্তিতে যুগশ্রেষ্ঠ ছিলেন। পনের বছর বয়সেই তিনি পাঠদান ও ইফাদাহ 
(উপকার করা) -এর ধারাবাহিকতা শুরু করেন। আর তার থেকে অনেক বড় 
বড় জ্ঞানীজনেরা উপকার লাভ করেন। প্রায়ই দিক-দিগন্তের শিক্ষার্থীরা তার 
খেদমতে এমন আবেগ-উচ্ছাস নিয়ে হাযির হয়, যেমন পিপাসার্ত ব্যক্তি 
পানির উপর ঝাপিয়ে পড়ে । 

পঞ্চানন বছর বয়স থেকে নানা যন্ত্রণাদায়ক রোগ-ব্যাধি ঘিরে ধরে । ফলে 
তিনি মস্তিষ্ক বিকৃতি, ধবল ও কুষ্ঠরোগে আক্রান্ত হন। দৃষ্টিশক্তিও হাস পায়। 


Wwww.iscalibrary.com 


কোনও কোনও জীবনী লেখক তার চৌদ্দটি যন্ত্রণাদায়ক রোগের কথা উল্লেখ 
করেছেন। এ কারণে তিনি তার লেখালেখির দায়িতৃভার অর্পণ করেন আপন 
দুই ভাই শাহ রফীউদ্দীন ও শাহ আবদুল কাদির (র)-এর ওপর ৷ তবে তিনি 
নিজে দরস দিতেন। লেখালেখি, ফাতওয়া প্রদান এবং ওয়াজ-নসীহতের 
ধারাবাহিকতাও চালু রেখেছিলেন । প্রত্যেক মঙ্গলবার তার সাপ্তাহিক বয়ান ও 
কুরআনে কারীমের তাফসীরের জন্য ধার্য ছিল। শেষ জীবনে তিনি মজলিসে 
সামান্য সময়ও বসতে পারতেন না। এজন্য তিনি নতুন-পুরাতন 
মাদরাসাগুলো পরিদর্শন করে বেড়াতেন আর অসংখ্য মানুষ. এ অবস্থায়ও 
তার থেকে উপকৃত হত। তার পাঠদান, ফাতওয়া ও বয়ান চলত। এভাবে 
আসর ও মাগরিবের মাঝামাঝি সময় দু'জন লোকের সাহায্যে মাদরাসা ও 
জামে মসজিদের মাঝের সড়কে বের হতেন। মানুষ পথিমধ্যে তার অপেক্ষায় 
থাকত এবং নিজ নিজ সমস্যাগুলো সমাধান করে নিত। 

সেসব রোগ-ব্যাধির মধ্যে খাবারে অরুচি এত বেড়ে গিয়েছিল যে, 
কয়েকদিন পর্যন্ত খাবার মুখে দেওয়ার আগ্রহ হত না। মাঝে মধ্যে জ্বরও 
আসত । তিনি “মানাকেবে হায়দারিয়া এর অভিমতে লিখেন, 

“এই অভিমতের অপূর্ণাঙ্গতার জন্য ক্ষমাপ্রার্থনা করছি। তা হয়েছে 
অপারগতা ও রোগ্ষ-ব্যাধির কারণে । যদ্দরুন ক্ষুধা একেবারেই নিঃশেষ হয়ে 
গেছে। জ্বরের মতই খাবারের পালা আসে । সম্ভবতঃ এটা পিত্তের আধিক্যের 
কারণে । শক্তি অন্তর্হিত হয়ে গেছে। ইন্দ্রিয় জ্ঞান লোপ পেয়েছে। অঙ্গ-প্রত্যঙ্গ 
দুর্বল হয়ে গেছে। দুর্বল হয়ে গেছে অস্থি-মজ্জাও ৷” 

আমীর হায়দার ইবনে নূরুল হুসাইন বলঘারামীকে পত্রে লিখেন, ‘আপনি 
যদি আপনার প্রিয়জনের অবস্থা জানতে চান, তবে সে খুবই খারাপ আছে। 
সকাল-সন্ধ্যা তা বৃদ্ধি পায়। তাকে প্রকাশ্য-অপ্রকাশ্য নানা রোগ-ব্যাধি ঘিরে 
ধরেছে। হারিয়ে গেছে স্বস্থি ও শান্তি। বেড়ে গেছে কষ্ট-যাতনা। আর এসব 
এমন রোগ-ব্যাধির কারণে, যার একটিই মানুষকে অস্থির-চিত্তিত করার জন্য 
যথেষ্ট । যেমন, অর্শরোগ, পাকস্থলী ও নাড়িতে গ্যাস সমস্যা । এত বেশি 
অরুচি, যদ্দরুণ কয়েক দিনরাত পর্যন্ত খাবারের সুযোগ হয় না, ক্ষুধামন্দা। 
জ্বরতাপ যখন বুকের দিকে উঠে, তখন নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম 
হয়। যখন মস্তিষ্কের দিকে উঠে, তখন যন্ত্রণাদায়ক মাথাব্যথা শুরু হয়ে যায়। 
মনে হয় যেন হামানদিস্তার পিটুনী ৷ ‘Ul ৯৯9 ০] Al ০১ এই 
অবস্থা একটি শব্দও ব্যক্ত করার অনুমতি দেয় না, কোনও গ্রন্থ রচনা কিংবা 
বার্তা লিখা তো দূরের কথা ॥ 


Wwww.iscalibrary.com 


হযরত শাহ ওয়ালী উল্লাহ মুহা্দিসে দেহলভী (র)-এর জীবন ও কর্ম ২৪১ 


আপনারা শুনে বিস্মিত হবেন যে, তিনি এতসব যন্ত্রণাদায়ক রোগ-ব্যাধি 
থাকা সত্তেও সচেতন, প্রত্যুৎপন্নমতি ও মিষ্টভাষী ছিলেন ॥ বিনয়-ন্ম্রতা, 
ভন্রতা-প্রফুল্পতা, স্নেহ-ভালবাসা তেমনই ছিল, যেমন ছিল শুরু থেকে। তার 
সংশ্রব মেধা-চিন্তাকে শানিত করত। সেসব সংশ্রব-সার্নিধ্য বিস্ময়কর 
খবরাদি, নির্বাচিত শের-আশ'আর (কবিতা), দূর-দূরান্তের দেশসমূহ এবং 
সেখানকার অধিবাসী ও সেখানকার আশ্চর্যগ্তলোর বয়ান এমনভাবে হত, 
শ্রোতাদের মনে হত যেন তিনি নিজের প্রত্যক্ষ দেখা বিষয়গুলো বর্ণনা 
করছেন। অথচ তিনি কলকাতা ছাড়া আর কোনও শহর দেখেননি । তবে 
তিনি ছিলেন অসাধারণ ধীমান ও অনুসন্ধিৎসু স্বভাবের লোক। বই-পুস্তক 
থেকে (যেগুলোর গভীর অধ্যয়নে পর্যবেক্ষণ অবস্থা তৈরী হত) এই তত্ব-জ্ঞান 
নিজের মস্তিষ্কে সংরক্ষিত করে নিয়েছিলেন। 

মানুষ তার কাছে শিক্ষামূলক উপকারিতা লাভের জন্য হাযির হত । কবি- 
সাহিত্যিকগণ আসতেন সাহিত্য উপকার ও নিজের রচনা দেখানোর জন্য। 
অভাবী-দরিদ্র লোকজন আসত ধনিক-শাসকদের কাছে সুপারিশ করানো 
এবং তার থেকে যথাসাধ্য সাহায্য পাওয়ার জন্য। কারণ, তার অনুপম 
চরিত্রের খ্যাতি ছিল চারদিকে । এভাবে রুগ্নরা চিকিৎসা-পথ্যের জন্য হাযির 
হত। সূফী-সাধক সালেকগণ আসতেন আত্মশুদ্ধি ও আধ্যাত্মিক উপকারিতা 
লাভের উদ্দেশ্যে । বিদেশী-বিভূইয়ের উলামা-মাশায়িখকে তিনি নিজের কাছে 
থাকতে দিতেন; ডায়াল পরা রন নি তার কাযে বোর 
বিরুদ্ধবাদী কিংবা এমন ব্যক্তি বসত, যার ধর্মীয় বিষয়াদিতে মতানৈক্য 
রয়েছে, তবে তিনি নিজের যাদুময় বর্ণনাশৈলীতে আগুন-পানি ও পরস্পর 
বিরোধী বিষয়গুলোর মধ্যে এমন অভিন্নতা সৃষ্টি করে দিতেন, সে তার সঙ্গে 
একমত্য হয়ে প্রস্থান করত । 

শায়খ মুহসিন “| ৮} গ্রন্থে লিখেন, “তিনি জ্ঞান, পরাকাষ্ঠা, খ্যাতি 
ও গ্রহণযোগ্যতার এমন উচ্চাসনে অধিষ্ঠিত ছিলেন, যার ফলে গোটা ভারতের 
লোকজন তার.সাথে আত্মীয়তা সম্পর্ক বরং তার ছাত্র-শিষ্য অপেক্ষাও নগণ্য 
সম্পর্কের উপর গর্ববোধ করত। তার ‘সেসব পরাকাষ্ঠা, যাতে তার 
সমসাময়িকদের কেউ তার প্রতিদ্ন্িতার যোগ্য ছিল না, এর মধ্যে উপস্থিত 
বুদ্ধি এবং প্রত্যুৎপন্নমতিত্ও ছিল। যার কারণে বিতর্কে তারই জয় হত। 
শ্রোতাকে করে দিতেন নিরুত্তর । তন্মধ্যে আরও ছিল তার বাগ্ীতা, যাদুময় 
বাচনভঙ্গী ও চমৎকার রচনাশৈলী, যাতে বিজ্ঞমহল তাকে সবার ছেয়ে অগ্রগামী 
স্বীকার করে নিয়েছিলেন। তার এ ধরনের পূর্ণাঙ্গতার মধ্যে আরও ছিল তার 


Wwww.iscalibrary.com 


ফর্মা- ১৬ 


অন্তৰ্দৃষ্টি, যার বদৌলতে আল্লাহ তা'আলা তাকে স্বপ্নের ব্যাখ্যাদানের স্বতন্ত্র 
যোগ্যতা দান করেছিলেন। তিনি স্বপ্নের এমন ব্যাখ্যা দিতেন, যা পূর্ণ হত এবং 
তার প্রত্যক্ষ বাস্তবতা মনে হত। এই যোগ্যতা অত্যন্ত পুণ্যাত্মা মানুষেরই 
নসীব হয়। এছাড়াও তার অনেক পূর্ণাঙ্গতা ও পরাকাষ্ঠা রয়েছে। সংক্ষেপে 
বলা যায়, আল্লাহ তা'আলা তার সত্ত্বায় নানা ধরনের এবং বহুমুখী প্রতিভা ও 
শ্রেষ্ঠত্ব একত্রিত করে দিয়েছিলেন, যা সমকালীন লোকদের মধ্যে ছড়িয়ে ছিল। 
যদি নিম্নোক্ত কবিতা রচয়িতা দেখত, তবে তার সুস্পষ্ট মনে হত, তার এ 
আতিশয্যও অপর্যাপ্ত, অক্ষম । কবি বলেন, 

২৯9 ০] ৬০ ৮ Sal এএ% LAS 0৯ এ fA, 

‘আমি মানুষদের মত মর্যাদাসমূহের পার্থক্য দেখিনি 
যদ্দরুণ সহস্র মানুষ একজনের সমান গণ্য হয়।” 

এ অবস্থায় তার গৌরব ও শ্রেষ্ঠতৃগুলো কে গণনা করতে পারে? শাহ 
আবদুল আযীম (র)-এর সকল রচনা-গ্রন্থনাকে উলামায়ে কিরামের মহলে 
সাধারণতঃ সম্মান ও গ্রহণযোগ্যতার নযরে দেখা হয়। সেসবের দ্বারা প্রমাণ 
পেশ করা হয়। তার রচনাশৈলীতে এমন শক্তি, প্রাঞ্জলতা ও বাগ্মীতা রয়েছে, 
যাতে কান আনন্দ পায় । মন স্বাদ অনুভব করে! তার কথায় এতই প্রভাব ও 
বশীকরণ শক্তি রয়েছে, তাতে প্রভাবিত ও একমত না হওয়া কঠিন। তিনি 
কোনও দুর্বল ও আপত্তিকর রচনা দেখলে অত্যন্ত নৈপুণ্যের সাথে তার জবাব 
লিখতেন। দার্শনিক বিষয়ে শী“আ ধর্মমত গ্রহণ তার আলোচনা-সমালোচনার 
বিশেষ প্রতিপাদ্য ছিল। তিনি এমন বিজ্ঞচিত ও দার্শনিক ভঙ্গিতে এ প্রসঙ্গে 
আলোচনা করেছেন, আজও যার যথাযথ জবাব লিখা সম্ভব হয়নি। 

তার রচিত কিতাবাদির মধ্যে রয়েছে, তাফসীরে কুরআন যেটি “ফাতহুল 
আধীয' নামে প্রসিদ্ধ এবং যা তিনি কঠিন রোগ ও দুর্বল অবস্থায় 
লিখিয়েছিলেন। এটি ছিল কয়েকটি বৃহৎ খণ্ডে রচিত, যার বড় অংশ সাতান্ন 
খৃস্টাব্দের গোলযোগে বিলীন হয়ে যায়। কেবল শুরু ও শেষের দুই খণ্ড রক্ষা 
পায়। *তন্মধ্যে একটি 'আল-ফাতওয়া ফিল মাসাইলিল মুশকিলাহ' ৷ এটি 
কলেবরে অনেক বড় ছিল! কিন্তু আজ. কেবলএর সারাংশ দু'খণ্ডে পাওয়া 
যায়। *তুহফায়ে ইছনা আশারিয়াহ' । এটি শী‘আ মতাদর্শের সমালোচনা ও 
খণ্ডন প্রসঙ্গে একটি অতুলনীয় কিতাব । অন্যান্য কিতাবাদির মধ্যে রয়েছে ১. 

বুস্তানুল মুহাদ্দিসীন। এটি হাদীস গ্রস্থাবলি ও মুহাদ্দিসগণের বিস্তারিত 
না যা অপূর্ণাঙ্গ থেকে যায়। ২. 43 20৯০] “এটি 
উসূলে হাদীস সম্পর্কিত একটি ফার্সী পৃত্তিকা। হাদীসের ছাত্রদের মুখস্থ 


Wwww.iscalibrary.com 


হযরত শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্দিসে দেহলভী (র)-এর জীবন ও কর্ম ২৪৩ 


করার জন্যও একটি পুস্তিকা রয়েছে। ৩. মীযানুল বালাগাহ। এটি বালাগাত 
শাস্ত্রের একটি উন্নততর মতন (মূলপাঠ)। ৪. তদ্রুপ মীযানুল কালাম দর্শন 
শাস্ত্রের একটি মতন। ৫. একটি পুস্তিকা ০%] 21১৯০ এই ০৮৯৯/ ১, 
যাতে খোলাফায়ে রাশেদীনের মর্ধাদাগত পার্থক্যের বিবরণ রয়েছে। ৬. 
একটি. পুস্তিকা ‘সিররুশ শাহাদাতাইন", যা হযরত হুসাইন (রা)-এর বর্ণনায় 
একটি উত্তম পুর্ভতিকা। আরেকটি পুস্তিকা আছে বংশ সম্পর্কে। একটি পুস্তিকা 
আছে ‘স্বপ্নের ব্যাখ্যার ওপর । এছাড়াও আরও অনেক বই-পুস্তক রয়েছে। 
যুক্তি ও দর্শন শাস্ত্রে মীর যাহেদ রিসালাহ, মীর যাহেদ মোল্লা জালাল, মীর 
জাহেদ শরহে মাওয়াকফ'-এর উপর তার একাধিক টীকা-টিপ্পনী রয়েছে। 
হাশিয়ায়ে মোল্লা কোসাজ -এর উপর “আধীিয়্যাহ' নামে তার রচিত 
হাশিয়াহ। সদরে শীরাজীর “শরহে হেদারাতুল হিকমাহ' -এর উপরও তার 
টীকা রয়েছে। “আরজুয়ায়ে আছমাঈ'-এর শরাহও লিখেছেন। আলেম-উলামা 
ও সাহিত্যিকদের নামে অনেক চিঠিপত্রও আছে। স্বীয় মুহতারাম পিতার ‘বা’ 
ও “হামযা” বর্ণে রচিত কবিতাগুলোর চমৎকার তাখমীসও (পাঁচ পংক্তিতে 
তৈরী কবিতা) লিখেছেন। গদ্য-পদ্য, লিখনী শক্তি, রচনাশৈলী, 
তিনি নিজেই নিজের উপমা ছিলেন। তার রচনাবলি সময়ো' 
দ্যর্থহীনতা, কলমের তীক্মতা ও বাকপটুতার উৎকৃষ্ট উদাহরণ ৷ . 
ফজর নামাযের পর রবিবার ৭ শাওয়াল ১২৩৯ হিজরী আশি বছর বয়সে 
তিনি ইন্তিকাল করেন। তার কবর দিল্লীতে শহরের বাইরে তার সম্মানিত 
পিতার পাশে অবস্থিত । 


শাহ সাহেবের বিশেষ কর্মকাণ্ডের প্রসারতা ও পূর্ণতা দান 

শাহ সাহেবের সংক্কারমূলক কর্মকাণগুলোকে আমরা পাঁচটি শাখায় বিভক্ত 
করতে পারি। যথা, 

১. কুরআনে কারীমের ভাষান্তর ৷ মুসলমানদের মাঝে কুরআনের শিক্ষা- 
দীক্ষা ও বিষয়বস্তুগুলোর ব্যাপক প্রসার । এর মাধ্যমে আকীদা-বিশ্বাসপগ্তলোর- 
সংশোধন এবং শাশ্বত ধর্মের সাথে সর্বসাধারণের সরাসরি সুসম্পর্ক তৈরীর 
একান্তিক প্রচেষ্টা । 

২. হাদীসের প্রচার-প্রসার। এর পাঠদান ও ইবাযতের ক্রমধারার জীবন 
দান। শিক্ষার আসর চালু করা এবং হাদীসের শিক্ষক ও হাদীস গ্রন্থাবলির 
শারেহগণের পৃষ্ঠপোষকতা । 

৩. রাফেজী ও শী“আ ফিতনার মোকাবেলা । সাহাবায়ে কিরাম (রা) এবং 
কুরআনে কারীমকে আহত (বিতর্কিত) ও সংশয়পূর্ণ বানানোর অপতৎপরতায় 
লিপ্ত ও কুচক্রীদের পথ রুদ্ধ করে দেওয়া । 

Wwww.iscalibrary.com 


8. জিহাদ ফী সাবীলিল্লাহকে পুনরজীবিত করা। ভারতে ইসলামী শক্তি ও 
স্বাধীনতার জন্য সবচেয়ে বড় হুমকি ও চ্যালেঞ্জের মোকাবেলা । 

৫. সেসব মহাপুরুষদের প্রতিপালন ও পৃষ্ঠপোষকতা, যারা অবস্থা- 
পরিস্থিতি, সময়ের চাহিদা ও দীনের প্রকৃত লক্ষ্য-উদ্দেশ্য মাফিক দাওয়াত ও 
সংস্কারকর্ম আঞ্জাম দেন। 


কুরআনের প্রচার-প্রসার 

সাধারণ মানুষদের কাছে কুরআন পৌঁছানো এবং এর মাধ্যমে বাতিল 
আকীদা-বিশ্বাস ও ভ্রান্ত রীতিনীতির সংক্কার-সংশোধন, আল্লাহর সঙ্গে গভীর 
সম্পর্ক সৃষ্টির প্রচেষ্টার ব্যাপারে যতদুর জানা যায়, তাতে হযরত শাহ আবদুল 
আযীয (র) তার সম্মানিত পিতার এই মহান কাজকে অনেক অগ্রগতি দান 
করেন। শাহ সাহেবের দরসে কুরআন সূরা নিসার * 251 ১ 19:১০ 
5৪০" আয়াতখানা পর্যন্ত পৌঁছে ছিল। ইত্যাবসরে তার ইন্তিকাল হয়ে 
গেল। শাহ আবদুল আমীয (র) এখান. থেকেই দরস শুরু করেন। তিনি সূরা 
 হুজুরাতের 4901 এ! ১৬০ ৫49 ৫4 আয়াত পর্বস্ত পৌঁছেছিলেন। তার 
ইত্তিকালের পর তার দৌহিত্র (কন্যার পুত্র, যিনি ছিলেন পুরোপুরিভাবে তারই 
সাহচর্য ও প্রশিক্ষণপ্রাপ্ত এবং খাঁটি উত্তরসূরী) শাহ মুহাম্মদ ইসহাক (র) দরস 
শুরু করেন। 

হযরত শাহ আবদুল আযীয (র)-এর দরসে কুরআন প্রতি সপ্তাহে বুধ ও 
শুক্রবার হত। যেখানে বিশিষ্ট লোকজন বিশেষভাবে আর সাধারণ মানুষ 
অত্যন্ত আগ্রহ-উচ্ছাস নিয়ে অংশগ্রহণ করত। এই দরসে তার মানসিকতা 
নিজের পূর্ণ উদ্যমে আর বিষয়বস্তুর আগমন অবারিত প্লাবনের মত হতে 
থাকত। এ দরসের ছারা রাজধানী দিল্লীতে যো ছিল তখনকার উলামা- 
মাশায়িখ ও বিজ্ঞজনদের কেন্দ্রস্থল) কুরআনের আহ ব্যাপক বেড়ে যায়। 
আকীদা সংশোধনের এক শক্তিশালী ক্রমধারা চলে । কুরআন অনুবাদ ও 
দরসে তাফসীরের সেই মুবারক সিলসিলা শুরু হয়, যা আজও পর্যন্ত এই: 
উপমহাদেশে চালু আছে। যার দ্বারা লাখ লাখ মানুষের সংশোধন হয়েছে। 
তাদের মন-মস্তিষ্ধ তাওহীদের মিষ্টতা ও কুরআনিক স্বাদের সঙ্গে পরিচিত 
হয়েছে! খোদ আরবী মাদরাসাগুলোতে এই দরসেরই ফয়েজ-বরকত ও 
প্রশিক্ষণপ্রাপ্ত উলামায়ে কিরামের প্রভাবে মতনে কুরআনের দরস ও তত্ত্ব-জ্ঞান 
বুঝা-বুঝানোর ধারাবাহিকতা শুরু হয়। যাকে পাঠ্যসূচীতে বরকতস্বরপ স্থান 
দেওয়া হয়েছিল সংক্ষিপ্ত তাফসীররূপে । আর দুনিয়ালোভী আলেমদের 
ছড়ানো এই ধাধা ভেঙে দেন যে, সর্বসাধারণের মাঝে কুরআনের প্রসার 

Wwww.iscalibrary.com 


হযরত শাহ ওয়ালী উল্লাহ মুহাদদিসে দেহলভী (র)-এর জীবন ও কর্ম ২৪৫ 


বিরাট বড় ধর্মীয় হুমকী বরং পথভ্রষ্টতার অগ্রণী পদক্ষেপ। এখানে এই 
গোপন মনোভীতি কাজ করছিল যে, সাধারণ মানুষ এসব পেশাদার-ব্যবসায়ী 
আলেমদের হাত থেকে বের হয়ে যাবে । যারা কুরআনকে বানিয়ে রেখেছিল 
জটিল-কুহেলিকাময়। চালিয়েছিল সর্বসাধারণকে এর থেকে দূরে সরিয়ে 
রাখার অপচেষ্টা । 

হযরত শাহ সাহেবের শিক্ষা ও সংক্ষারমূলক দ্বিতীয় কৃতিত্ব “ফাতহুল 
আধীয' তাফসীর গ্রন্থ । যাকে “তাফসীরে আবীষী' এবং 'বুস্তানুত তাফসীর'ও 
বলা হয়। এটি শাহ সাহেবের যথারীতি লিখিত স্বতন্ত্র রচনা । খোদ শাহ 
সাহেবের স্পষ্ট বর্ণনা মাফিক এতে সূরা ফাতিহা, সূরা বাকারা এরপর সূরা 
মুলক্‌ থেকে. কুরআনের শেষ পর্যন্ত তাফসীর রয়েছে। তবে সূরা বাকারা 
পরিপূর্ণ হয়নি। (যার কারণ জানা যায়নি)। শুধুমাত্র দ্বিতীয় পারার এক- 
চতুর্থাংশের কাছাকাছি 11১১1 ৯১ ০) পর্যন্ত প্রকাশিত হয়েছে। মূল 
ফারসী তাফসীরের একাধিক মুদ্রণ ছাপা হয়েছে। কিতাবটি তিন খণ্ডে সমাপ্ত । 
প্রথম খণ্ড সূরা ফাতিহা থেকে নিয়ে দ্বিতীয় পারার এক-চতুর্থাংশ পর্যন্ত, 
দ্বিতীয় খণ্ড ২৯ পারার সূরা মুলক্‌ থেকে নিয়ে সূরা মুরসালাতের শেষ পর্যন্ত 
আর তৃতীয় খণ্ড সূরা নাবা ১5} ০" থেকে নিয়ে কুরআনের শেষ তথা 
সূরা নাস-এর শেষ পর্যন্ত রয়েছে। 

শাহ সাহেবের পরে তার একান্ত শাগরেদ আল্লামা হায়দার আলী 
ফয়যাবাদী (মৃত্যু ১২৯৯ হি.) “মুনতাহাল কালাম’ রচয়িতা এর পরিশিষ্ট 
লিখেন। “মাকালাতে তরীকত' গ্রন্থকার লিখেন, ‘এ অধম (লেখক) 
দেখেছেন, মাওলানা হায়দার আলী 'যুনতাহাল কালাম’ গ্রন্থকার. ভূপালের 
২৭ খণ্ডে পরিশিষ্ট লিখেছেন। উক্ত পরিশিষ্ট কেবল পাঁচ পারার শেষ পর্যন্ত 
নদওয়াতুল উলামার কুঁতুবখানায় সংরক্ষিত পাওয়া যায়। তবে প্রথমাংশের 
দু'এক পৃষ্ঠা নেই। 

আরেকটি কিতাব পাওয়া যায়, মাতবায়ে আনসারী দিল্লীর ছাপা “ওয়াজে 
আযীয’ নামে খ্যাত ‘তাফসীর আযীবী'-এর উর্দূ সংস্করণ ৷ যাতে তার বিন্যস্ত 
আবুল ফরীদ মুহাম্মদ ইমামুদ্দীন সাহেবের সুস্পষ্ট ভাষ্য অনুযায়ী শাহ 
সাহেবের দরসে কুরআন ও হাদীস (যা প্রতি মঙ্গল ও শুক্রবার হত) 
লিখিতভাবে পেশ করা হয়। এটি ১২৫৯ হিজরীর রচনা এবং সূরা মুমিমূন 
থেকে সূরা আছ-ছাফফাত পর্যন্ত সন্নিবেশিত। 

কিন্তু এই অপূর্ণতা সত্বেও এ তাফসীর গ্রন্থে অনেক এমন এমন তত্ত্ব ও 
গবেষণা রয়েছে, যা অনেক প্রসিদ্ধ তাফসীরসমূহেও পাওয়া যায় না। শাহ 

Wwww.iscalibrary.com 


সাহেবের দরসে তাফসীর এবং তার রচিত ফাতহুল আযীয কিতাবে সেসব 
ব্যাপারে বিশেষভাবে গবেষণামূলক আলোচনা করা হয়েছে, যেগুলোর 
ব্যাপারে তখনকার আলেমগণ তর্ত-গবেষণা ও ছ্যর্থহীনতার সাথে কাজ 
করেননি। এ কারণে জনসাধারণের একটি বিরাট সংখ্যা ভ্রান্ত আকীদা ও 
শিরকী কাজে পর্যন্ত লিপ্ত ছিল। যেমন ‘এ! ৯] 3 0৯] ০৪ আয়াতে 
কারীমার তাফসীর, যা উক্ত কিতাবের বিশেষ স্থানের একটি । এভাবে যাদুর 
আলোচনা (৷ ... ০০১ 8৫ ২১ আয়াতের আওতায়) এবং অন্যান্য 
আরও কতিপয় আয়াতের অধীনে দুর্লভ তর্্-গবেষণার আলোচনা, উক্ত 
কিতাবে বৈশিষ্ট্যাবলির অন্তর্ভূক্ত । 
হাদীস সংকলন ও সম্প্রসারণ 

তার দরসে হাদীস. ও এর প্রচার-প্রসার সম্পর্কে যতখানি জানা যায়, 
তাতে ভারতে শিক্ষা ও ধর্মীয় ইতিহাসে তার উদাহরণ খুঁজে পাওয়া কঠিন। 
তার দরসে হাদীসের মেয়াদ প্রায় চৌষস্তি বছর ৷ এই সুদীর্ঘ সময়ে তিনি না 
কেবল সিহাহ সিতার দরস দিয়েছেন এবং বুস্তানুল মুহাদ্দিসীন, | 
2. এর মত উপকারী কিতাবাদি রচনা করেছেন, যা হাদীসের যথার্থ 
সঠিক আগ্রহ, তবাকাতে হাদীস সম্পর্কে জ্ঞান এবং মূলনীতি সম্পর্কে অবগত 
করায় আর যার বিবরণে লক্ষ লক্ষ পৃষ্ঠার সুগন্ধি এসে গেছে। তিনি হাদীস 
শাস্ত্রের এমন এমন সুযোগ্য-সুবিজ্ঞ শিক্ষক ও একান্ত শাগরেদ তৈরী 
করেছেন, যারা ভারতবর্ষই নয়, সুদূর হিজাযে পর্যস্তদরসে হাদীসের কল্যাণের 
ধারা প্রসারিত করেছেন এবং কল্যাণময় এক বিশ্ব গড়েছেন। তার সুযোগ্য 
শাগরেদগণের সংখ্যা, যাদের জীবনালেখ্য কেবল 'নুযহাতুল খাওয়াতির' গ্রন্থে 
বিদ্যমান। তারা চল্লিশের উধ্বে। তনুধ্যে নিঙ্োক্ত মহাপুরুষগণ রয়েছেন, 
যাদের দ্বারা হাদীস শাস্ত্রের শিক্ষা মজলিস কায়েম হয়েছে এবং যারা হাদীস 
শাস্ত্রের অন্যান্য শায়খ ও শিক্ষকদের জন্ম দিয়েছেন 

খু মাওলানা শাহ মুহাম্মদ ইসহাক দেহলভী (র)। 

্ মাওলানা শাহ মুহাম্মদ ইয়াকুব দেহলভী (র)। 

ক্ষ মাওলানা হুসাইন আহমদ, মুহাদ্দিস মালীহাবাদী (র)। 

খু মাওলানা হায়দর আলী ট্রাঙ্কী (র)। 

» মাওলানা খুররাম আলী বলহাওরী (র)। 

খ-. মুফতী এলাহী বখশ কাঙ্ধলভী (র)। 

+ মাওলানা সাইয়িদ আওলাদ হাসান কানুজী (র)। 

+ মির্যা হাসান আলী শাফিঈ লাখনৌবী (র)। 


Wwww.iscalibrary.com 


হযরত শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্দিসে দেহলভী (র)-এর জীবন ও কর্ম ২৪৭ 


স্* মুফতী ছদরুদ্দীন দেহলভী রে)। 
স্ষ মাওলানা মুফতী আলী আকবর মিছলী শহরী (র)। 
স্% মাওলানা সাইয়িদ কুতুবুল হুদা হাসানী রায়বেরেলী (র)। 
এছাড়া যারা তার কাছ থেকে হাদীস শাস্ত্রের সনদ নিয়েছেন, তাদের 
তালিকা এত দীর্ঘ যে, তাদের নাম পেশ করা কঠিন। এখানে কতিপয় 
বুযুর্গের নাম লিখে দেওয়া হচ্ছে, যারা নিজেদের অন্যান্য যোগ্যতা-দক্ষতা 
কিংবা সিলসিলায়ে তরীকাত কিংবা খ্যাতির দিক থেকে ছিলেন বিশেষ 
মর্যাদার অধিকারী । যেমন, 
স্কু হযরত শাহ গোলাম আলী দেহলভী, প্রধান খলীফা হযরত মির্যা 
মাযহার জানে জানা (র)। 
শ হযরত শাহ আবু সাঈদ দেহলভী, খলীফা হযরত শাহ গোলাম আলী 
€র)। 
স্চ হযরত মাওলানা ফযলে রহমান গঞ্জেমুরাদাবাদী (রে), খলীফা শাহ 
মুহাম্মদ আফাক দেহলভী (র)। 
স্% মাওলানা বুযুর্গ আলী মারাহবী, 'শিক্ষক- মুফতী এনায়েত আহমদ 


দাকুরবী। 
সণ শাহ বাশারতুল্লাহ বাহরায়েজী, মুজাদ্দেদী সিলসিলার বড় এক 
শায়খ । 
"্% শাহ পানাহ আতা সালওনবী সিলসিলায়ে চিশতিয়ায়ে নেষামিয়ার 
বড় এক শায়খ, যার লিখিতভাবে এযাজত ছিল। 
৯ শাহ যহুরুল হক ফালওয়ারবী । 
এত হাদীসের ছাত্র এবং প্রশিক্ষণপ্রাপ্ত শায়খগণের মধ্যে হাদীসের 
সবচেয়ে প্রসার হয় হযরত শাহ মুহাম্মদ ইসহাক (র)-এর মাধ্যমে ৷ যিনি 
১২৫৮ হিজরীতে মক্কায় হিজরত করেন। আর তার থেকে হিজাযের বিশিষ্ট 
আলেমগণ হাদীসের সনদ নেন। 
তার ছাত্রদের মধ্যে মাওলানা সাইয়িদ নবীর হুসাইন মুহাদ্দিসে দেহলভী 
(র). ওরফে মিয়া সাহেব, কারী আবদুর রহমান পানিপতি (র), মাওলানা 
সাইয়িদ আলম আলী মুরাদাবাদী, মাওলানা আবদুল কাইয়ুম ইবনে মাওলানা 
আবদুল হাই বড়হানবী (বিশিষ্টর-খলীফা, হযরত সাইয়িদ আহমদ শহীদ র.), 
হযরত মাওলানা ফযলে রহমান গঞ্জেমুরাদাবাদী (র), নবাব কুতুবুদ্দীন 
দেহলভী (মাযাহেরে হক রচয়িতা), মাওলানা আহমদ আলী সাহারানপুরী 
(সহীহ বুখারীর টীকাকার ও -প্রকাশক) মুফতী এনায়েত আহমদ কাকুরবী 
(শিক্ষক, উত্তাদুল উলামা মাওলানা লুৎফুল্লাহ আলীগড়ী) সহ আরও অনেক 


Wwww.iscalibrary.com 


উলামায়ে কিরাম রয়েছেন, যাদের তালিকা অতি দীর্ঘ। 'নুযহাতুল খাওয়াতির” 
রচয়িতার ভাষ্যমতে ভারতে এই সনদে হাদীসই অবশিষ্ট থাকে । 

হযরত শাহ মুহাম্মদ ইসহাক সাহেব রে)-এর ছাত্রদের মধ্যে কেবল 
মাওলানা সাইয়িদ নমীর হুসাইন সাহেব মুহাদ্দিস দেহলভী (মৃত্যু ১৩২০ হি.) 
দিল্লীতে বহু বছর হাদীসের দরস দেন। তার দরস থেকে হাদীস শাস্ত্রের অনেক 
বিশিষ্ট প্রকাশক ও ব্যাখ্যাকার. জন্ম নিয়েছে। তনুধ্যে মাওলানা আবদুল মান্নান 
উষীরাবাদী (যার অসংখ্য ছাত্র-শিষ্য পাঞ্জাবে দরস ও ইফাদায় নিয়োজিত 
ছিলেন), আরিফ বিল্লাহ সাইয়িদ আবদুল্লাহ গজনবী অমৃতাসরী এবং তার বড় 
ছেলে মাওলানা সাইয়িদ আবদুল জাব্বার গযনবী অমৃতাসরী (মাওলানা সাইয়িদ 
দাউদ গযনবীর মুহতারাম পিতা), মাওলানা শামসুল হক ডিয়ানবী “গায়াতুল 
মাওলানা মুহাম্মদ বশীর সাহসোয়ানী, মাওলানা হাফেয আবদুল্লাহ্‌ গাজীপুরী, 
আবু মুহাম্মদ মাওলানা ইবরাহীম আরবী “তরীকুন নাজাত’ রচয়িতা, মাওলানা 
সাইয়িদ আমীর আলী মালীহাবাদী, মাওলানা আবদুর রহমান মুবারকপুরী 
'তুহফাতুল আহওয়াষী' রচয়িতা, (আর আরব আলেমদের মধ্যে) শায়খ নাসের 
নজদী, শায়খ সা'দ বিন আহমদ বিন আতীক নজদী প্রমুখের নাম এই দরসের 
প্রশস্ততা ও কল্যাণধারা উপলব্ধি করার জন্য যথেষ্ট । 

হযরত শাহ মুহাম্মদ ইসহাকের ছাত্রদের মধ্যে হযরত শাহ আবদুল গণী 
মুহাজির মাদানী (র) (মৃত্যু ১২৯৫ হি.)ও গণ্য ৷ যার থেকে ভারতবর্ষের বড় 
বড় আলেম-উলামা ও হাদীসের শিক্ষকগণের শিষ্যত্বের গৌরব অর্জিত 
হয়েছে। তার মাধ্যমে গোটা ভারতবর্ষ হাদীসের নূরে নুরান্বিত ও পরিপূর্ণ 
হয়ে যায়। সে সময়কার সকল শিক্ষাকেন্ত্র ও আরবী মাদরাসাগুলো তার সঙ্গে 
গৌরবময় সম্পর্ক রাখত। হযরত মাওলানা রশীদ আহমদ গাঙ্গুহী (র) এবং 
হযরত মাওলানা মুহাম্মদ কাসেম নানুতবী (র) (দারুল উলূম দেওবন্দের 
প্রতিষ্ঠাতা) তারই প্রসিদ্ধ শাগরেদ। হযরত মাওলানা রশীদ আহমদ গাঙ্গুহীর' 
বিশিষ্ট শাগরেদদের মধ্যে মাওলানা মুহাম্মদ ইয়াহইয়া কান্ধলবী (র) ও 
হযরত মাওলানা খলীল আহমদ সাহারানপুরী রে) বেযলুল মাঁজহুদ 
রচয়িতা)-এর নামই যথেষ্ট মাওলানা খলীল আহমদ সাহারানপুরী (র)-এর 
ছাত্রদের মধ্য শায়খুল হাদীস মাওলানা মুহাম্মদ যাকারিয়া কান্ধলবী, 
'আওজাযুল মাসালিক' রচয়িতা প্রমুখের নাম যথেষ্ট। মাওলানা মুহাম্মদ 
কাসেম সাহেব (র) ছাত্রদের মধ্যে মাওলানা সাইয়িদ আহমদ হাসান 
আমরূহী ও শায়খুল হিন্দ মাওলানা মাহমুদ হাসান দেওবন্দী আর তার 
ছাত্রদের মধ্যে মাওলানা সাইয়িদ আনওয়ার শাহ কাশ্ীরী ও মাওলানা 

Wwww.iscalibrary.com 


হযরত শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্দিসে দেহলভী (র)-এর জীবন ও কর্ম ২৪৯ 


সাইয়িদ হুসাইন আহমদ মাদানী রে)-এর নাম ও কৃতিত্ব বলার অপেক্ষা রাখে 
না। শাহ সাহেব রে)-এর সনদের উচ্চতা, ব্যাপক ফয়েয ও উঁচু মর্যাদার 
জন্য তার একান্ত শাগরেদ মাওলানা মুহসিন ইবনে ইয়াহইয়া তারহতী (র)- 
এর বিখ্যাত '5) ১১০ ১১.১৯৬ ৪ এ) 8251” গ্রন্থখানা অধ্যয়নে 
জ্ঞান-প্রজ্ঞা ও অন্তর্দৃষ্টি বিরাটভাবে সমৃদ্ধ হয়। 
সুন্নাতের সাহায্য ও শী'আ মতবাদর প্রত্যাখ্যান 

রাফেযী ও শী'আ মতবাদের প্রতিরোধ ও এর প্রভাব থেকে আহলে 
সুন্নাতকে সংরক্ষিত রাখার কৃতিত্বের পরিধি যতদূর এবং যার সূচনা করেছিলেন 
হযরত শাহ ওয়ালীউল্লাহ (র) তার ভূতপূর্ব কিতাব যালাতুল খফা’-এর 
মাধ্যমে, এর পূর্ণাঙ্গতা ও শক্তি দান করেন হযরত শাহ আবদুল আযীয (র) তার 
যুগের বিরল রচনা 'ইছনা আশারিয়াহ'-এর মাধ্যমে । যাকে একটি যুগান্তকারী 
কিতাব বলা যায়। যেভাবে মোল্লা মুহিব্বুল্লাহ বিহারী রচিত 'সুল্লামুল উলুম’ ও 
মুসাল্লামুস সুবৃত' গ্রন্থ দু'টি প্রায় শত বছর পর্যন্ত ভারতে আলেমদেরকে তার 
শরাহ ও টীকা-টিপ্লনী রচনায়, ব্যস্ত রেখেছে। নিবিষ্ট করে রেখেছে তাদের 
উৎকৃষ্টতর বিচক্ষণতা ও মেধাশক্তিকে। অনুরূপভাবে এ কিতাবের জবাব বিশিষ্ট 
বিশিষ্ট. শী'আ আলেমদেরকে বিভিন্ন লিখনী ও সংকলনে ব্যস্ত রেখেছে । কেবল 
“আবকাত' যার পূর্ণ নাম ৫৮১1 249) 4444 এ৪ 9581 43০ এবং যার 
লেখক মৌলভী সাইয়িদ হামিদ হুসাইন কানতৃরী (মৃত্যু ১৩০৬ হি.)- আট খণ্ডে 
লিখিত। এ কিতাবের স্থূলতা অনুমিত হয় এর প্রথম খণ্ডের কলেবর ১২৫১ পৃষ্ঠা, 
দ্বিতীয় খণ্ড ৯৭৭ পৃষ্ঠা, তৃতীয় ৬০৯ পৃষ্ঠা, চতুর্থ ৩৯৯ পৃষ্ঠা, পঞ্চম ৭৪৫ পৃষ্ঠা, 
ষষ্ঠ ৭০৪ পৃষ্ঠা বাকীগুলোও এরূপ সংখ্যক পৃষ্ঠায় রচিত হওয়ার অবস্থা দেখে। 
পূর্ণ কিতাবটি. এরকম ৩০ খণ্ডে সমাপ্ত। লেখকের পুত্র মাওলানা সাইয়িদ নাসির 
হুসাইন কিতাবটি সমাপ্ত করেন। নজমুস সামা গ্রন্থ থেকে জানা যায়, মাওলানা 
সাইয়িদ হামিদ হুসাইন সাহেব ছাড়া মাওলানা দিলদার আলী সাহেব মুজতাহিদে 
আউয়াল, হাকীম মির্ধা মুহাম্মদ কামেল দেহলবী, মুফতী মুহাম্মদ কুলী খান 
কানতুরী এবং সুলতানুল উলামা সাইয়িদ মুহাম্মদ সাহেবও এই কিতাবের 
জবাবে এবং এর প্রভাবকে দূর করার জন্য মোটা মোটা কিতাবপত্র লিখেছেন। 
এই ধারাবাহিকতা মির্যা হাদী রিসওয়া লাখনৌবী পর্যন্ত গিয়ে শেষ হয়। যিনি 
ছিলেন সাহিত্য ও দর্শন জগতের মানুষ। কিন্তু তিনি একাজে অংশ নেওয়ার 
চেষ্টা করেছেন। 

লিখনী ব্যস্ততা ও নিমগ্রতা, দরসে তাফসীর ও হাদীস, কুরআন সুন্নাহ্‌র 
প্রচার-প্রসার, বায়আত ও ইরশাদ, মুরীদগণের তরবিয়ত-প্রশিক্ষণ দান, 


Wwww.iscalibrary.com 


শপ নত ৯০০০০০৭৯০০১ শশা 


ফাতওয়া প্রদান, বিবাদ-বিসম্বাদ মীমাংসা, সুদূরপ্রসারী কার্যক্রম এবং বিভিন্ন 
ধরনের টানাপোড়েন ও রোগ-ব্যাধি সত্তেও শাহ সাহেবের এ বিষয়টির প্রতি 
আপাদমস্তক নিবিষ্ট হওয়ার চিন্তা এবং এরূপ একটি গ্রন্থ রচনার সুযোগ কিভাবে 
হল, যার জন্য বিশোধ্ব কিতাবাদি ও শত-সহস্র পৃষ্ঠা অধ্যয়ন, মানসিক 
একাগ্রতা ও পূর্ণ মনোযোগিতার প্রয়োজন ছিল? এর ধারণা ততক্ষণ পর্যন্ত হতে 
পারে না, যতক্ষণ পর্যন্ত হিজরী বার শতকের মধ্য ও শেষভাগ (আঠার খৃষ্ট 
শতকের শেষার্ধ) এর ভারতবর্ষ বিশেষতঃ উত্তর ভারত, দিল্লী ও. তার 
আশপাশের এলাকা, উড়িষ্যা, বিহার ও বাংলা মুলুকের মুসলিম সমাজ ও 
সভ্যতা-সংস্কৃতির উপর গভীর দৃষ্টি না হবে এবং এই চিন্তাগত বিক্ষিপ্ততা, ধর্মীয় 
সংশয় ও মুসলিম বংশগুলো বিশেষতঃ অভিজাত, শাসক শ্রেণী ও প্রভাবশালী 
মহলের উপর শী“আ মতাদর্শ গ্রহণের প্রতিক্রিয়া, এর আগ্রাসী ও আক্রমণাত্মক 
দৃষ্টিভঙ্গি সম্পর্কে সম্যক অবগত না হবে। এর উপলব্ধি সে লোক করতে পারে 
না, যে হুমায়ূনের ইরান থেকে প্রত্যাবর্তনের পর ফুররাখ সিয়ার ও তার পরবর্তী 
সময়কার রাজনৈতিক ও প্রশাসনিক পরিবর্তন, বিপ্রবসমূহ, ইরান বংশোদ্ভূত 
শাসক ও আলেমদের প্রভাব-প্রতিপত্তি, দুই সাইয়িদ ভ্রাতা (হাসান আলী খান ও 
হুসাইন আলী খান) এর দিল্লীর রাজদরবারে দাপট ও প্রভাব, এরপর দিল্লীতে 
নবাব নাজিফ আলী খানের আগ্রাসনের বিশদ বিবরণ, অপরদিকে উড়িষ্যায় 
নবাব আবুল মানসূর খান সফদর জং নীশাপুরীর বংশধরদের শাসন প্রতিষ্ঠিত 
হওয়া এবং শুজাউন্দৌলাহর পর থেকে শী'আ মতবাদের দৌরাত্ম্য ও প্রভাবের 
জরিপ না নিয়ে থাকেন। এর খানিক ধারণা আসে শাহ আবদুল আযীয (র)-এর 
সেই ভাষ্য থেকে, যা তার “তোহফাহ' -এর ভূমিকায় সতর্ক শাণিত কলম থেকে 
বের হয়েছে। 
তিনি বলেন, “এদেশে আমরা যেখানে বসবাস করছি আর এই যুগে 
আমরা যা পেয়েছি, এখানে “ইছনা-আশারিয়্যাহ' মতবাদের প্রচার-প্রসার ও 
প্রচলন এমন পর্যায়ে গিয়ে ঠেকেছে যে, (সুন্ীদের) খুব কম ঘরই এমন 
পাওয়া যাবে, যে ঘরের দু'একজন এ মতবাদের অনুসারী ও এই আকীদা- 
বিশ্বাসের প্রতি আসক্ত-অনুরাগী নেই” তাদের অধিকাংশ লোকই ইতিহাস- 
এঁতিহ্য সম্পর্কে অজ্ঞ এবং আপন পূর্বপুরুষদের জীবনালেখ্য ও নীতিমালা 
সম্পর্কে উদাসীন-বেখবর পরিলক্ষিত হয়। যখন বিভিন্ন বৈঠক ও মাহফিলে 
আহলে সুন্নাত ওয়াল জামাতের সঙ্গে কথাবার্তা বলে, তখন গোলমেলে 
বক্রকথা ও অপ্রাসঙ্গিক কথায় কাজ সারতে চেষ্টা করে। সে লক্ষ্যে আল্লাহর 
ভরসায় এই পুস্তিকা রচনা করা হয়েছে, যাতে তর্ক-বিতর্কের সময় এ 
মাযহাবের আনুগত্য ও প্রাচীন ফলক থেকে সরে আসতে না পারে; স্বয়ং 


Wwww.iscalibrary.com 


শাহ সাহেব এ গ্রন্থে সেসব তর্ক ও দার্শনিকসুলভ কিতাবাদি ও 
নীতিমালার অনুসরণ করেননি, যা লিখা হয় কোনও বিরোধীপক্ষের প্রত্যাখ্যান 
ও জবাবে এবং তাদের বিশেষ বাগধারা অনুসারে । প্রথমতঃ এ খন্থে শী'আ 
মতবাদের উত্থান এবং তাদের দলে-উপদলে বিভক্ত হওয়ার বর্ণনা রয়েছে। 
তন্রপভাবে শী'আ মতবাদের প্রবীণ আলেম ও তাদের রচনাবলির পরিচিতি 
রয়েছে। এরপর খেলাফতের আলোচনা এবং সাহাবায়ে কিরামের উপর নানা 
অভিসম্পাত ও ভর্সনার বিবরণ এবং তার জবাবসমূহের উপর ক্ষ্যান্ত করার 
স্থলে মৌলিক মাসায়েল, খোদায়িত্, নবুওয়াত, পরকাল ও ইমামত 
(শাসনব্যবস্থা)-এর উপর স্বতন্ত্র অনুচ্ছেদ রচনা করা হয়েছে। তিন খলীফা, 
উম্মুল মুমিনীন হযরত আয়েশা (রা) এবং অন্যান্য সাহাবায়ে কিরামের উপর 
শী‘আ মতাবলম্বীদের পক্ষ থেকে যেসব আপত্তি-অভিযোগ ও বিষেদাগার করা 
হয়েছে, সেগুলোর বিস্তারিত জবাব দেওয়া হয়েছে। তারপর শীআ মতবাদের 
বৈশিষ্ট্য, তাদের সংশয়-সন্দেহ ও উগ্রতার সমালোচনা করা হয়েছে । তাদের 
ভুল-ভ্ৰান্তি ও কুধারণাগুলোর পর্যালোচনাও রয়েছে। শেষ অনুচ্ছেদ (১২তম 
অনুচ্ছেদ) মহব্বত ও ঘৃণা প্রসঙ্গে। যা দশটি মুকাদ্দমায় বিন্যস্ত। গ্রন্থখানা 
অত্যন্ত সুক্ষ্ম ছাপায় চারশত পৃষ্ঠায় প্রকাশিত। 

দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে ভাষার মাধুর্য, প্রাঞ্জলতা ও বনস্তুনিষ্ঠতা; যা ভারত ও 
ইরানের অনেক শী'আ আলেমও স্বীকার করেছে। খোদ নাম থেকেও এই চিন্ত 
ধারা ও লক্ষ্য-উদ্দেশ্যের বহিঃপ্রকাশ হয়, যা এ গ্রন্থ রচনার প্রেরণা হয়েছে। এর 
বিপরীতে যেসব কিতাবাদি লিখা হয়েছে, সেগুলোর নাম থেকে অধিকাংশই 
বিদ্বেষ ও উত্তেজনা প্রকাশ পায় এবং তরবারী ও বর্শার ঝলক দেখা যায়। 
যেমন- কিতাবের '-৫])। ০১১৭' একটির নাম ‘হুসামুল ইসলাম’, একটির 
নাম 'সাইফে নাসেরী” অপর একটির নাম “যুলফাকার প্রভৃতি 

এ যুগের তার কল্পনাও করাও কঠিন যে, উক্ত সময়োপযোগী রহ রচনা কত 
কি উপকার বয়ে এনেছে? অধম লেখক নবাব “ইয়ারে জং’ (যুদ্ধপ্রিয়দের) প্রধান 
মাওলানা হাবীবুর রহমান খান শারওয়ানী সাবেক “আছ ছুদূর উমূরে মাযহাবী 
(ধর্মীয় বিষয়সমূহের সংরক্ষণ সংস্থা) হায়দারাবাদ জেলার প্রধান (যার বংশ 
হযরত শাহ আবদুল আযীয রে) ও তার খলীফাগণের সাথে সম্পৃক্ত) -এর মুখে 
স্বয়ং শুনেছি, ‘এ গ্রন্থ রচনার শী'আ মতবাদের ক্রমবর্ধমান প্লাবন প্রতিরোধে 
একটি মজবুত বাঁধের কাজ করেছে।" এ গ্রন্থখানা শাহ সাহেবের জীবদ্দশায়ই 


Wwww.iscalibrary.com 


১২১৫ হিজরীতে ছাপা হয়ে ব্যাপক সমাদর লাভ করেছিল এবং এর নানা জবাব 
প্রদানের ধারাবাহিকতা শুরু হয়েছিল। শাহ সাহেবের এক বিজ্ঞ শাগরেদ 
মাওলানা আসলামী মাদ্রাজী এর আরবী অনুবাদ করেন। লেখক এই অনুবাদ 
গ্রন্থটি বাবে জিবরীলে মদীনা তাইয়িবায় অবস্থিত শায়খুল ইসলাম আরেফে 
হেকমত বে -এর কুতুবখানায় দেখেছে। 


ইংরেজ শক্তি বিরোধিতা ও মুসলমানদের জাতীয় নিরাপত্তা 
ভারতবর্ষে ইসলামী শক্তির নিরাপত্তা এবং মুসলমানদের স্বাধীনতার পথে 
আসন্ন হুমকি ও চ্যালেঞ্জ মোকাবেলার পরিধি যতদূর, এক্ষেত্রে শাহ সাহেব 
অবস্থা-পরিস্থিতির সেই বাস্তবধর্মী পর্যবেক্ষণ, সচেতনতা, দূরদর্শিতা ও 
বিস্ময়কর লক্ষ্য-উদ্দেশ্যের দৃষ্টান্ত পেশ করেছেন, যা একজন বিচক্ষণ তীক্ম 
আলেমে দীন, দাঈ ও সংস্কারক এবং সমকালের ধর্মীয় দিশারীর 
একান্ত বৈশিষ্ট্য । হযরত শাহ ওয়ালীউল্লাহ (র)-এর যুগে সময়ের সবচেয়ে বড় 
সমস্যা ছিল মারাঠীদের আক্রমণ এবং তাদের সেই সামরিক অভিযান ও 
লুটতরাজ দমন করা, যা একটি নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দীড়িয়েছিল। যার 
কারণে একদিকে মোঘল সাম্রাজ্য নিরুপায়, শক্তিহীন, অকার্যকর ও অপদস্ত 
হচ্ছিল। অপরদিকে মুসলমানদের ইজ্জত-আকু নিরাপদ ছিল না! শহরের 
অধিবাসীদের সাধারণ স্বাভাবিক জীবনযাত্রা অক্ষুণ্ন ছিল না। সে সময় এই 
হুমকি দূর করা ও একে দমন করার জন্য কোনও সম্ভাব্য সাহায্য লাভ করা 
এমনই ব্যাপার ছিল, যেমন কোনও ঘর কিংবা মহল্লায় আগুন লাগার সময় 
আগুন নিভানোর জন্য কোনও দমকলবাহিনী খোঁজা হয়। শাহ সাহেবের 
দৃষ্টিতে আহমদ শাহ আবদালী ও তার সৈন্যবাহিনীর বাস্তবতা এটাই ছিল। 
আর তাদের সঙ্গে চুক্তি হয়েছিল যে, এ আগুন নিভানোর পর তারা স্বদেশে 
ফিরে যাবে । শাহ সাহেবের দৃষ্টিতে মোঘল সাম্রাজ্য রক্ষার সুযোগ দান এবং 
কোনও সুব্যবস্থা-সুশাসন সে স্থান দখলের জন্য (যদি এছাড়া উপায় না থাকে) 
এটি একটি অস্থায়ী ব্যবস্থা ও কৌশলের পর্যায়তুক্ত ব্যাপার ছিল, যা তৎকালীন 
মোঘল সম্রাট শাহ আলমের কাপুরুষতা ও অদূরদর্শিতার কারণে সফলতার মুখ 
দেখতে পারেনি । তখন পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানীর ভারতবর্ষের নেতৃত্বের 
লাগাম টেনে ধরা, তারপর এই বিশাল রাজ্যে সাত সমুদ্রের ওপারের একটি 
দেশের শাসনকর্তৃতু প্রতিষ্ঠিত হওয়ার সেই. প্রভাব প্রকাশ পায়নি, যা শাহ 
সাহেবের তীক্ষদৃষ্টিকে পুরোপুরি এদিকে নিবিষ্ট করত। 
কিন্তু শাহ সাহেবের ইন্তিকালের পর ভারতবর্ষের অবস্থা চিত্র অতি দ্রুত 
বদলে যায়। ১৭৬৫ খৃস্টাব্দ মোতাবেক ১১৭৯ হিজরীতে (শাহ ওয়ালীউল্লাহ 


Wwww.iscalibrary.com 


“হযরত শাহ্‌ ওয়ালী উল্লাহ মুহাদ্দিসে দেহলভী (র)-এর জীবন ও কর্ম ২৫৩ 


রে) তি উড়িষ্যা তিনটি প্রদেশের 
বন্দোবস্ত অন্য কারও অংশীদারিত্বিহীন রাজকীয় পুরষ্কার বা. দানস্বরূপ 
বন্দোবস্ত সনদ হিসেবে সরকার এ কোম্পানীকে দিয়ে দিয়েছিল । আশ্রয়দাতা 
সরকার এবং গাজীপুর জায়গীর হিসেবে কোম্পানী পেয়ে গিয়েছিল। এখন 
তৈমুর বংশের অধস্তন সম্রাট শাহ আলমের হাতে রাজ্যের মাত্র একটি প্রদেশ 
(এলাহাবাদ) ছিল। আর আয়ের মধ্যে ছিল সেসব অর্থকড়ি, যা তাকে 
ইংরেজরা দিত। ৮ মার্চ ১৭৮৭ খৃস্টাব্দে (১২০২ হি.) কলকাতা গেজেটে 
প্রকাশ করা হয়, “মুসলমানদের রাজত্ব তো নিতান্তই ক্ষুদ্র ও তুচ্ছ হয়ে গেছে, 
হিন্দুদের নিয়ে আমাদের কোনও উদ্বেগ-আশংকা নেই৷’ ১৭৫৭ খৃস্টাব্দে 
ইংরেজরা পলাশীর ময়দানে সিরাজুদ্দৌলাহকে আর ২৩ অক্টোবর ১৭৬৪ 
খৃষ্টাব্দে (১১৭৮ হি.) বকসারের ময়দানে শুজাউদ্দৌলাহকে পরাজিত করে। 
১৭৯৯ খৃস্টাব্দে (১২১৪ হি.) শহীদ টিপু সুলতান পাটন ময়দানে শাহাদাত 
বরণ করেন। যেন তখন ভারতবর্ষে মুসলমানদের শাসন ক্ষমতার ললাটে 
সীলগালা লেগে গিয়েছিল। সুলতান শহীদের লাশ দেখে জেনারেল হ্যারিস 
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছিল, “আজ ভারতবর্ষ আমাদের ৷’ 

শাহ আবদুল আবীষ (বর), যিনি দিল্লীতে দরস-তাদরীসে নিয়োজিত 
ছিলেন। কিন্তু তার বাস্তবদশী দৃষ্টি গোটা ভারতের উপর ছিল। আল্লাহ 
তা'আলা তাকে অসাধারণ বাস্তবদশী মেধা, আত্মমর্যাদাবোধ ও দৃঢুচিত্রতা 
দান করেছিলেন। তিনি এই পরিবর্তনের পূর্ণ জরিপ নেন এবং এ সিদ্ধান্তে 
উপনীত হন যে, এ. সময়টি শিশু-কিশোর, ইসলামী নেতৃতৃ-শাসন ও এদেশে 
মুসলমানদের ভবিষ্যতের জন্য বিপদজনক। তার একটি আরবী কবিতায় এই 
বাস্তবতার পূর্ণ চিত্র ফুটে উঠে। যার থেকে অনুমিত হয়, তিনি ইংরেজদের 
প্রভাবকে ভারতবর্ষ পর্যন্তই সীমাবদ্ধ মনে করতেন না; একে আরও ব্যাপক ও 
সুদূরপ্রসারী মনে করতেন । তিনি বলেন. 

0455 ০55 08 ৩1১১ আর 55 ০৯৮৭ ESN SS os 

“আমি দেখেছি, এই যে ইংরেজরা ধন-সম্পদের মালিক, 
এরা দিল্লী ও কাবুলে মাঝে বিপর্যয় সৃষ্টি করছে।” 

আমাদের জানামতে তিনিই প্রথম ব্যক্তি, যিনি এ মুহূর্তে ভারতকে “দারুল 
হরব' (শক্ত কবলিত রাষ্ট্র) আখ্যা দেওয়ার দুঃসাহস করেছেন। সেই সাথে উদ্ভূত 
পরিস্থিতির বাস্তবধর্মী জরিপ নিয়ে ফিকাহ ও উসুলে ফিকাহের আলোকে সমস্যার 
এমন পর্যালোচনা করেছেন, যার দ্বারা তার অন্ত্দষ্টিরও বহিঃপ্রকাশ ঘটে এবং 
চারিত্রিক-নৈতিক ও ধর্মীয় সাহসিকতারও ৷ ফাতওয়ায়ে আযিযিয়্যার প্রথম খণ্ডে 


Wwww.iscalibrary.com 


নিম্নোক্ত প্রশ্ন অর্থাৎ “দারুল ইসলাম দারুল হরব হতে পারে কি না?' এর জবাবে 
'দুররে মুখতার' -এর দীর্ঘ এক উদ্ধৃতি চয়ন করার পর তিনি লিখেন- 

‘এ শহরে (দিল্লীতে) মুসলমানদের শাসকের হুকুম মূলতঃ কার্যকর নেই। 
খৃস্টান শাসকদের হুকুম অতিমাত্রায় চালু রয়েছে, ফকীহগণ যাকে কাফিরের 
আহকাম বাস্তবায়ন বা কুফরী শাসন বলেন। এর দ্বারা উদ্দেশ্য হল, রাষ্ট্র 
ব্যবস্থা, প্রজাসাধারণের বন্দোবস্ত, ট্যাক্স-কর, ব্যবসার সম্পদের এক- 
দশমাংশ উসূল করা, চোর-ডাকাতদের শাস্তি বিধান, বিচারকার্য ও অপরাধ 
দমনে কাফির গোষ্ঠী ব্যক্তিগতভাবে শাসক ও স্বাধীন। যদি কোনও কোনও 
ইসলামী বিধান পরিপালন যেমন, জুমআ, দুই ঈদ, আযান ও গরু কুরবানী 
ইত্যাদিতে তারা আপত্তি নাও করে, তথাপি মূলকথা এটাই যে, এসব বিষয় 
তাদের দয়া-করুণার উপরই হচ্ছে। আমরা দেখেছি, তারা মসজিদগুলো 
নির্বিচারে ধ্বংস করছে। কোনও মুসলমান কিংবা (অমুসলিম) যিম্মি তাদের 
অনুমতি ছাড়া এই শহর ও এর উপকূলে প্রবেশ করতে পারে না। নিজেদের 
স্বার্থে তারা বহিরাগত মুসাফির ও বণিকদের নিষিদ্ধ করে না! কিন্তু অন্যান্য 
পদমর্যাদার অধিকারী লোক যেমন শুজাউল মালিক, বেলায়েতী বেগম প্রমুখ 
তাদের অনুমতি ছাড়া এসব শহরে প্রবেশ করতে পারে না।. এই দিল্লী শহর 
থেকে কলকাতা পর্যন্ত খৃষ্টানদের শাসনকর্তৃত্ব বিস্তৃত। তবে ডানে বামে 
যেমন- হায়দারাবাদ, লাখনৌ ও রামপুরে তারা তাদের হুকুম জারি করেনি। 
কোথাও তো নিজেদের স্বার্থ রক্ষার তাগিদে আর কোথাও সেসব রাজ্যের 
শাসনকর্তা তাদের আনুগত্য স্বীকার করে নেওয়ার কারণে ৷' 

হযরত শাহ সাহেবের চিন্তাধারা এবং ইংরেজদের সম্পর্কে তার যে 
দৃষ্টিভঙ্গি ছিল, এর সম্পূর্ণ বিপরীত চিন্তাধারা ও দৃষ্টিভঙ্গি পাওয়া যায় তার 
“বিশিষ্ট খলীফা ও সম্রবপ্রাপ্ত দাঈ ও সংস্কারক হযরত সাইয়িদ আহমদ শহীদ 
(র)-এর মধ্যে। যার সুস্পষ্ট প্রতিচ্ছবি তার চিঠিপত্রগুলোতে পরিলক্ষিত হয় । 
যেগুলো তিনি সেসময় ভারতের কতিপয় প্রভাবশালী ও শাসনকর্তা নেতৃবৃন্দ 
এবং কোনও কোনও বিদেশী মুসলমান শাসকবর্গকে লিখেছিলেন । চিত্রালের 
শাসক শাহ সুলাইমানকে একটি পত্রে তিনি লিখেছিলেন, “নিয়তির সিদ্ধান্তে 
কয়েক বছর ধরে ভারতবর্ষের রাজত্ব ও শাসনের অবস্থা এমন হয়ে গেছে যে, 
খৃস্টান ও মুশরিকরা ভারতবর্ষের অধিকাংশ অঞ্চলে বিজয় পেয়ে গেছে এবং 
শুরু করে দিয়েছে জুলুম-শোষণ ও দখলের রাজত্ব ।” 

এর চেয়ে আরও সুস্পষ্ট ভাষায় হিন্দু রাজপুত উধীর গবালিয়া-ক 
লিখেন, ‘জনাব খুব ভালভাবেই জানেন যে, এই ভিনদেশী সমুদ্র উপকূণবাসী, 


Wwww.iscalibrary.com 


হযরত শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্দিসে দেহলভী (র)-এর জীবন ও কর্ম ২৫৫ 


বিশ্বময় বণিক এবং এই সওদাগররা রাজত্বের কর্তা (শাসক) হয়ে গেছে। বড় 
বড় শাসকদের রাজত্ব এবং তাদের ইজ্জত-সম্মানকে ধুলায় মিশিয়ে 
দিয়েছে। 

গবালিয়ার এক সামরিক অফিসার গোলাম হায়দার খানের নামে লিখেন, 
‘ভারত সাম্রাজ্যের বিরাট অংশ বিদেশীদের দখলে চলে গেছে। তারা সর্বত্রই 
জুলুম-শোষণ ও নিপীড়নের জন্য কোমর বেঁধে নিয়েছে। ভারতের শাসকদের 
রাজত্ব ধ্বংস হয়ে গেছে। 

সাইয়িদ সাহেবের রাজপুত্র ও শাসকবর্গের নামে লিখিত এসব চিঠিপত্র 
থেকে পরিষ্কার মনে হয়, এই জিহাদের দ্বারা তার মৌলিক উদ্দেশ্য ছিল 
ভারতবর্ষ, যা ক্রমান্বয়ে ইংরেজদের দখলে চলে যাচ্ছিল। চিঠিতে তিনি 
লিখেন, “এই যুদ্ধ (সীমান্ত ও পাঞ্জাব) থেকে অবসর হওয়ার পর এই অধম 
পুণ্যবান মুজাহিদগণের সঙ্গে কুফর ও দান্তিকতার মূলোৎপাটনের' নিয়তে 
ভারতের প্রতি মনোযোগী হবে । কেননা এটাই মূল লক্ষ্য । 

এ ধারণাজ্ঞান এ থেকেও হতে পারে যে, সাইয়িদ সাহেব ১২১৭ 
হিজরীতে (শাহ আবদুল আযীয র.-এর ইন্তিকালের বার বছর পূর্বে) আমীর 
খানের সেনাবাহিনীতে তাশরীফ নিয়ে গেলেন; যা সে সময় ইংরেজদের সঙ্গে 
যুদ্ধে লিপ্ত ছিল। তাদের সঙ্গে ছিল ভারতবর্ষের উন্নততর সামরিক শক্তি, 
দুৰ্ভেদ্য পুঁজি এবং সময়ের অনেক সিংহশাবক অশ্বারোহী । এটা ছিল ভারতের 
একটি বর্ধিষ স্বাধীন শক্তি। যাকে সমকালের কোনও তীক্ষদৃষ্টি উপেক্ষা 
করতে পারত'না। যাকে স্বার্থক ও সুশৃঙ্খল বানিয়ে ইংরেজদের ক্রমবর্ধমান 
শক্তির মোকাবেলায় এনে দাঁড় করানো যেত। কেননা বিভিন্ন দেশ ও জাতির 
ইতিহাসে এমন সুযোগ্য শক্তিগুলো স্বীয় জনবল ও অস্ত্শস্ত্রের দুর্বলতা সত্ত্বেও 
অবস্থার গতিধারা বদলে দিয়েছে! এর কোনও লিখিত প্রমাণ আজও পাওয়া 
যায়নি যে, হযরত সাইয়িদ রে) হযরত শাহ আবদুল আযীয (র) এর সুস্পষ্ট 
নির্দেশনা ও আদেশে নবাব আমীম খান এর সৈন্যদলে তাশরীফ নিয়ে গিয়ে 
ছিলেন। কিন্তু বিভিন্ন ইশারা-ইংগিত অবশ্যই পাওয়া যায়। যাতে অনুমিত 
হয়, এ পদক্ষেপ হযরত শাহ সাহেবের ইংগিতে কিংবা ন্যুনপক্ষে তার সমর্থন 
ও পছন্দ হয়েছে। কেননা ১২২৩ হিজরীতে যখন নবাব সাহেব ইংরেজদের 
সঙ্গে আপোস রফা করে নেন। রাজপোতানা ও মালের কতিপয় বিক্ষিপ্ত ও 
গুরুতৃহীন অঞ্চল পেয়ে সম্ভষ্ট হয়ে (একত্রে যাকে টোঙ্গ জেলা বলা হত) 
ইংরেজদের সঙ্গে যুদ্ধ করা থেকে দূরে সরে আসেন আর সাইয়িদ সাহেব 


Wwww.iscalibrary.com 


এরপর সেখানে আরও বেশি অবস্থান করাকে অনর্থক মনে করেন। তখন 
তিনি পৃথক হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং শাহ আবদুল আধীয রে) কে 
একটি পত্র লিখেন, যার বিষয়বস্তু ছিল নিম্নরূপ, 

‘অধম পদচুম্বনের জন্য হাযির হচ্ছে। এখানে সৈন্যদের কর্মকাণ্ড উলট- 
পালট হয়ে গেছে। নবাব সাহেব ইংরেজদের সঙ্গে হাত মিলিয়েছেন। এরপর 
এখানে থাকার কোনও অবস্থা নেই।” 

উক্ত উদ্ধৃতি থেকে সিদ্ধান্ত নেওয়া যায়, এ সফর শাহ সাহেবের ইংগিত 
ও পরামর্শে হয়েছিল। এজন্য প্রত্যাবর্তনকালে তাকে এ সংবাদ জানানোর 
প্রয়োজন ছিল। 

এভাবে শাহ সাহেব তৎকালীন মুসলমান ও ভারতের উপর অত্যাসন্ন 
বিপদাশঙ্কা উপলব্ধি করায় আল্লাহ প্রদত্ত বিচক্ষণতা ও মুমিনসুলভ বুদ্ধিমত্তার 
দ্বারা কাজ করেছেন। এর জন্য তিনি তার যুগে যে চেষ্টা-সংগ্রাম করতে 
পারতেন, তাতে কোনও ক্রুটি করেননি। তার এই অন্তর্দৃষ্টি ও চেতনা তার 
সাথে সম্পর্ক রক্ষাকারী মুজাহিদ দল (যার নেতৃত্ব হযরত সাইয়িদ আহমদ 
শহীদ র. ও শাহ সাহেবের সুযোগ্য ভ্রাতুষ্পুত্র হযরত শাহ ইসমাঈল শহীদ র. 
দিচ্ছিলেন) -এর মধ্যে পুরোপুরি সক্রিয় ছিল এবং যার পূর্ণ প্রদর্শনী মাওলানা 
বেলায়েত আলী আযীমাবাদী, মাওলানা ইয়াহইয়া আলী সাদেকপুরী, 
মাওলানা আহমদুল্লাহ ও মাওলানা আবদুল্লাহ সাহেবের ইংরেজদের বিরুদ্ধে 
সীমান্ত বুদ্ধগুলো এবং সাদেকপুরের' মহান কুরবানীগুলোতে দীপ্তিমান_ যার 
দৃষ্টান্ত খুঁজে পাওয়া মুশকিল । 

এরপর এই চেতনা. এ দল থেকে. সেসব আলেম ও ধর্মীয় নেতৃবৃন্দের 
দিকে স্থানান্তরিত হয়, যারা ১৮৫৭ খৃষ্টাব্দে এর জন্য জীবনের শেষ রক্তবিন্দু 
বাজী রেখেছেন। তন্মধ্যে মাওলানা আহমদুল্লাহ্‌ শাহ মাদ্রাজী (র), মাওলানা 
লিয়াকত আলী এলাহাবাদী রে), হযরত হাজী এমদাদুন্লাহ থানবী (র) এবং 
হযরত হাফেয যামেন শহীদ (র)-এর নাম সুপ্রসিদ্ধ। এরপর সেসব উলামায়ে 
কিরামের প্রতি, যারা এই অগ্নিশিখা প্রজ্বলিত রেখেছেন এবং ১৯৪৭ খৃস্টাব্ 
পৰ্যন্ত এই ধারা কোনও না কোনওভাবে সতেজ রেখেছেন। কবির ভাষায়- 
‘আল্লাহ তা“আলা এসব পুণ্যাত্মা আশেকদের উপর রহম করুন।” 

যতদূর এসব মহাপুরুষদের তরবিয়ত ও পৃষ্ঠপোষকতার পরিধি, যারা 
অবস্থা-পরিস্থিতি ও সময়ের চাহিদাসমূহ এবং দীনের মৌলিক অতীষ্ট অনুযায়ী 
দাওয়াত ও সংস্কারকর্ম আঞ্জাম দিয়েছেন, সংগ্রাম ও জিহাদের ঝাণ্ডা উত্তোলন 


1 www.iscalibrary.com 


হযরত শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্দিসে দেহলভী (র)-এর জীবন ও কর্ম ২৫৭ 


করেছেন, এক্ষেত্রে মহান আল্লাহ পাকের কুদরত ও প্রজ্ঞার নিদর্শন মতে 
হযরত শাহ আবদুল আযীয রে)-এর অংশ তার অনেক মাশারিখ ও পূর্বসূরী 
এরং কতিপয় এমন ব্যক্তিত্ব অপেক্ষাও বেশি, যাদের মর্যাদা সম্ভবতঃ (আর 
বিভিন্ন আলামত তা প্রমাণ করে) আল্লাহ পাকের দরবারে তাদের অপেক্ষা 
বেশি রয়েছে! শাহ সাহেবের মাধ্যমে আল্লাহ তা'আলা এমন কতিপয় উচ্চ 
যোগ্যতা, সাহসিকতা ও বিস্ময়কর ইচ্ছাশক্তির অধিকারী আধ্যাত্মিক 
ক্ষমতাসম্পন্ন ব্যক্তিত্বের পৃষ্ঠপোষকতার কাজ নিয়েছেন, যারা হাজার হাজার 
মানুষের জীবনে বৈপ্লবিক পরিবর্তন সৃষ্টি করে দিয়েছেন এবং এক পূর্ণ শতক 
সামলে রেখেছেন। শাহ সাহেব (র)-এর জ্ঞান-প্রজ্ঞা ও জীবন-সমুদ্রে ছিল 
স্থিতিশীলতা । তবে আল্লামা ইকবালের ভাষায়, 


LY IRS Ure Pe Lo / 
Asin PLU 


হযরত সাইয়িদ আহমদ শহীদ (র) 

এই দাবীর সত্যতার জন্য কেবল তার একান্ত খলীফা সাইয়িদ আহমদ 
শহীদ (র) (১২০১-১২৪৬ হি.)-এর নাম নেওয়াই যথেষ্ট। যিনি এই 
উপমহাদেশে এই মহান ইসলামী আন্দোলনের নেতৃত্‌ দিয়েছেন, যার 
স্বয়ংসম্পূর্ণতা, প্রভাব শক্তি এবং ইসলামের সুমহান দাওয়াত, নববী আদর্শের 
নৈকট্য ও সাদৃশ্যতায় না কেবল এই তের হিজরী শতকে দৃষ্টিগোচর হয় বরং 
বিগত কয়েক শতকেও এ ধরনের ঈমানী চেতনা সৃষ্টিকারী আন্দোলন এবং 
নেককার বুযুর্গদের এমন সুবিন্যস্ত ও সুশৃঙ্খল জামাতের কোনও খৌজ পাওয়া 
যায় না। তিনি আকাইদ ও আমলের সংশোধন, মানুষের তরবিয়ত, ওয়াজ- 
নসীহত, তাবলীগে দীন, জিহাদ ও নির্ভীকতার বিশাল বিস্তৃত রণাঙ্গণে 
যেভাবে কর্মতৎ্পর ছিলেন, এর প্রভাব কেবল তার কর্মময় স্থান ও তার 
সমসাময়িক বংশধর পর্যন্ত সীমাবদ্ধ থাকেনি বরং তা ভবিষ্যত প্রজন্ম, 
তৎপরবর্তীকালে আগত আহলে হক, দীনের দাঈ, ঝাণ্ডাবাহী ও খাদেমদের 
উপর গভীর ও দীর্ঘস্থায়ী ছাপ ফেলে, ক্রমবর্ধমান ইংরেজ শক্তির মোকাবেলায় 
ভারতবর্ষ ও তার প্রতিবেশি মুসলিম রাষ্ট্রগুলোর হেফাজত, খোলাফায়ে 
রাশেদার আদর্শে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা-সংগামের সূচনাও 
তিনিই করেছেন। এই আন্দোলন ও চেষ্টা-সংগ্রামের নেতৃত্বের লাগাম ভারতে. 
প্রথম প্রথম এই শ্রেণীর উলামায়ে কিরাম ও নেতৃবৃন্দের হাতে থাকে, 
ভারতের বিভিন্ন অঞ্চলে ধর্মীয় কিতাবাদি রচনা ও সংকলন, অনুবাদ ও 


ফর্মা- ১৭ wwuw.iscalibrary.com 


প্রচার-প্রসারের আধুনিক আন্দোলন (যা সাধারণ মুসলমান এবং সঠিক 
ইসলামী শিক্ষা-দীক্ষা ও কুরআন-সুন্নাহর মাঝে বিদ্যমান প্রশত্ত-গভীর ঘাটতি 
পূরণ করেছে) তারই চেষ্টা-সংখামেরই অবদান, মুসলমানদের ধর্মীয় ও 
রাজনৈতিক জীগরণ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই দাওয়াত ও আন্দোলনেরই 
ফলাফল ও সাফল্য। এই আন্দোলনের প্রতিক্রিয়া, শিক্ষা-সাহিত্য, ইসলামী 
চিন্তাধারা, ভাষা ও বাচনভঙ্গি বর্ণনায়ও পড়েছিল। এ আন্দোলন সমাজ 
সংস্কার, জাহেলী রীতিনীতির ভ্রান্ততা প্রমাণ, হিন্দু ধর্মের প্রভাব দূরীভূত করা 
এবং সঠিক ইসলামী জীবনের প্রতি প্রত্যাবর্তনের মহান কাজ আঞ্জাম 
দিয়েছে। সাইয়িদ আহমদ (র) এবং তার দাওয়াত ও তরবিয়তের প্রভাবের 
ব্যাপকতা, শক্তি ও গভীরতা-কার্ধকারিতা অনুমান করার জন্য এখানে আমরা 
কতিপয় চিন্তাবিদের রচনাবলি থেকে কিছু উদ্ধৃতি পেশ করছি। 

ভারতবর্ষের বিখ্যাত লেখক ও এঁতিহাসিক নবাব সিদ্দীক হাসান খান, 
গভর্নর, ভূপাল (মৃত্যু ১৩০৭ হি.), যিনি সাইয়িদ (র)-এর শিক্ষা-দীক্ষার প্রভাব 
স্বয়ং প্রত্যক্ষ করেছিলেন এবং তাকে প্রত্যক্ষকারীদের এক বিরাট দলের যুগ 
পেয়েছিলেন, তিনি '১/৯)। ২৬৯ ১.০ গ্রন্থে লিখেন, _'সৃষ্টিজীবের 
পথপ্রদর্শন এবং আল্লাহর পথে ফিরিয়ে আনা ও প্রত্যার্পণে তিনি ছিলেন আল্লাহর 
একটি নিদর্শন। এক বিরাট মানবগোষ্ঠী ও এক পৃথিবী তার আত্মিক ও শারীরিক 
তাওয়াজ্জুহে বেলায়েতের মর্যাদায় পৌঁছে গেছে। তার খলীফাগণ ওয়াজ- 
নসীহতের মাধ্যমে ভারতের মাটিকে শিরক-বিদ'আত ও কুসংস্কারের খড়কুটো 
থেকে পবিত্র করে দিয়েছে, কুরআন-সুন্নাহ বিশ্বরোডে এনে দাড় করিয়েছে। 
আজও তাদেও ওয়াজ-নসীহতের বরকত যথারীতি চালু আছে। 

আরেকটু সামনে এগিয়ে লিখেছেন, 'মোটকথা এ যুগে পৃথিবীর কোনও 
রাষ্ট্রে এমন সুযোগ্য ব্যক্তিত্বের কথা শোনা যায়নি, যে ফয়েয-বরকত এই 
হরুপন্থী দলের মাধ্যমে সৃষ্টিজীবের হয়েছে, তার দশ ভাগের একভাগও এ 
যুগের উলামা-মাশায়িখের দ্বারা হয়নি ৷ 

যুগশ্রেষ্ঠ আলেম, উতস্তাদের উত্তাদ, হযরত মাওলানা হায়দার আলী 
রামপুরী টোস্কী (মৃত্যু ১২৭৩ হি.) শাগরেদ হযরত শাহ আবদুল আযীয 
দেহলভী (র) ‘৷ 24১৭ গ্রন্থে লিখেছেন, “তার হেদায়াতের নূর সূর্যের 
মত পূর্ণ ক্ষিপ্রতার সাথে বিভিন্ন শহর-নগর ও মানুষের অন্তরে উদ্ভাসিত হয়। 
চতুর্দিক থেকে ভাগ্যবান লোকজন পরকালের প্রতি মনোযোগী হয়ে শিরক- 
বিদ'আত ইত্যাদির নিষিদ্ধ কাজগুলো থেকে (রীতিমত যুগ যাতে অভ্যস্ত 
ছিল) তাওবা করে তাওহীদ ও সুন্নাতের শাশ্বত পথ অবলম্বন করতে থাকে। 
আর প্রায়ই হযরতের পুণ্যাত্মা খলীফাগণ নানা স্থান সফর করে করে লাখ 

Wwww.iscalibrary.com 


হযরত শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্দিসে দেহলভী (র)-এর জীবন ও কর্ম ২৫৯ 


লাখ মানুষকে দীনে মুহাম্মাদীর সরল সঠিক পথ বাতলে দেন। যাদের জ্ঞান- 
বুদ্ধি ছিল এবং আল্লাহর অনুগহ যাদের সাহায্য করেছে, তারা এই পুণ্যের 
পথে চলেন” 

ভারতের এক বিজ্ঞ ও নির্ভরযোগ্য আলেমে দীন মাওলানা আবদুল 
আহাদ সাহেব, যিনি এই মুবারক জামাতের অনেক সদস্যের সঙ্গে সাক্ষাত 
করেছিলেন, যারা সময়কাল সাইয়িদ (র)-এর নিকটতর ছিল, তিনি লিখেন, 
‘হযরত সাইয়িদ সাহেব (র)-এর হাতে চল্লিশ হাজারের অধিক হিন্দু প্রমুখ 
কাফির মুসলমান হয়েছে। ত্রিশ লাখ মুসলমান তার হাতে বার়“আত গ্রহণ 
করেছেন। আর বায়'আতের যে ক্রমধারা তার খলীফাগণের খলীফাদের 
মাধ্যমে গোটা বিশ্বে চালু রয়েছে, এই সিলসিলায় তো কোটি কোটি মানুষ 
তার বায়'আতে অন্তর্ভুক্ত হয়েছে৷ 

এই বিশাল সংস্কার ও সংশোধনমূলক কৃতিত্বের কারণে প্রায় সকল 
চিন্তাবিদ ও ইনসাফপ্রিয় লোক তাকে তের শতকের মুজাদ্দিদ বলে স্বীকার 
করেন। 


মাওলানা আবদুল হাই বড়হানবী ও মাওলানা মুহাম্মদ ইসমাঈল শহীদ (র) 

শাহ আবদুল আযীয (র) শিক্ষা-দীক্ষার দ্বিতীয় দৃষ্টান্ত তার দুই একান্ত 
ছাত্র ও অত্যন্ত স্নেহভাজন মাওলানা আবদুল হাই বড়হানবী (র) ও মাওলানা 
ইসমাঈল শহীদ (র)। শাহ আবদুল আযীয (র) স্বয়ং এ দুই বুযুর্গের 
শিক্ষাগত মৰ্যাদা ও জ্ঞানের অথৈ গজীরতার স্বীকৃতি দিতেন । তিনি এক পত্রে 
এ দুই বুযুর্গকে রাস মুকুট, মুহান্দিসগণের গৌরব গবেষক 
উলামায়ে কিরামের শিরোমণি’ লিখেছেন এবং বলেছেন, “দুই হযরত 
তাফসীর ও হাদীস, ফিকহ ও উসূলে ফিকহ, মানতিক ইত্যাদি শাস্ত্রে এ অধম 
থেকে কম নয়। মহান আল্লাহর যে সাহায্য এই দুই বুযুর্গের সাথে রয়েছে, 
তার কৃতজ্ঞতা আমার দ্বারা আদায় হতে পারে না। এই দু'জনকে 
আল্লাহওয়ালা আলেমদের মধ্যে হিসেব করো। আর যেসব প্রশ্ন-সমস্যা 
সমাধান না হয়, তার সামনে উপস্থাপন করো ।" 

মাওলানা. আবদুল হাই সাহেব (র)-এর মর্যাদা বিজ্ঞমহলের নিকট 
প্রচলিত শাস্ত্-জ্ঞানে অনেক উর্ধ্বে ছিল। আর তাফসীর. শাস্ত্রে খোদ শাহ 
সাহেব মাওলানাকে নিজের সকল ছাত্র-শিষ্যের উপর সম্মান দিতেন। 
বলতেন, সে আমার মতই। “শায়খুল ইসলাম’ উপাধি, যা ইসলামের বিশেষ 
বিশেষ আলেমকে দেওয়া হয়েছে, শাহ সাহেব স্বয়ং এক চিঠিতে মাওলানাকে 
তা লিখে দেন। 


Wwww.iscalibrary.com 


শিক্ষাগত জ্ঞানের গভীরতা ও মেধাগত যোগ্যতাগুলোর উপরেও যে 
বিষয়টি অথগণ্য, তা হচ্ছে, তার লিল্লাহিয়াত ও ইখলাছ (অর্থাৎ সব কিছুই 
একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার নিয়তে করা); যা এই জ্ঞান-প্রজ্ঞার সঙ্গে 
সাইয়িদ সাহেব রে)-এর প্রতি নিবিষ্ট হয়। বয়সে যিনি তার থেকে কয়েক 
বছর ছোট আর ইলম-জ্ঞানে তার শিষ্যত্বের মর্যাদার অধিকারী । বায়'আত 
হওয়া মাত্র তিনি সাইয়িদ সাহেবের রঙে রঙিন হয়ে গেলেন। নিজের সমস্ত 
জ্ঞান-প্রজ্ঞাকে তার উপর ব্যবহার করেছেন। আর দাওয়াত ও জিহাদের 
কাজের দৃঢ়তা, কলমশক্তি, ভাষা ও আল্লাহ প্রদত্ত প্রত্যেক শক্তি ও 
যোগ্যতাকে সত্যের প্রসার ও সাহায্যের জন্য ওয়াকফ করে দিয়েছেন । ঘরে- 
বাইরে ও জিহাদেই এই জীবনকে জীবনত্রষ্টার জন্য সোপর্দ করেন। 

মাওলানা শাহ মুহাম্মদ ইসমাঈল শহীদ (র) এর সম্পর্কে যতদুর জানা 
যায়, তাতে সুস্পষ্ট যে, তিনি ছিলেন বহু শতক পর জন্ম নেওয়া দৃঢ়চিন্ত, উচ্চ 
সাহসী, ধীমান, বিচক্ষণ ও অসাধারণ ব্যক্তিদের একজন। তিনি ছিলেন 
মুজতাহিদসুলভ মেধার অধিকারী । তার মধ্যে অনেক শাস্ত্র জ্ঞান নতুনভাবে 
সংকলনের ক্ষমতা ও যোগ্যতা ছিল বললেও অত্যুক্তি হবে না। হযরত শাহ 
আবদুল আযীয (র) একটি পত্রে তাকে 'হজ্জাতুল ইসলাম” উপাধিতে ভূষিত 
করেছেন। তার রচনাবলি ও জ্ঞানে হযরত শাহ ওয়ালীউল্লাহ (র)-এর 
ভারধারা লক্ষ্য করা গেছে বিরাটভাবে। ছিল সেই জ্ঞানের সতেজতা, প্রমাণ 
দানের সৃক্ষ্তা, তাত্বিকতা, সুস্থ রুচিশীলতা, কুরআন-হাদীসের বিশেষ 
ব্যুৎপৃত্তি এবং উপস্থিত বুদ্ধি ও বাগীতা। 

শাহ সাহেবের বড় বৈশিষ্ট্য হল, তিনি শিক্ষানবীশ উলামায়ে কিরাম, 
মেধাবী-ধীমান লোকদের এঁ গণ্ডি থেকে বাইরে ও উর্ধ্বে পদক্ষেপ নিয়েছেন, 
যা বছরের পর বছর বরং শতাব্দীর পর শতাব্দী ধরে এ শ্রেণীর জন্য সুনির্দিষ্ট 
হয়ে গিয়েছিল। তিনি ব্যাপক ইছলাহ ও ইরশাদ, জিহাদ ও দৃঢ় সংকল্পের 
গণ্ডিতে কেবল অগ্রণী ভূমিকাই রাখেননি বরং আঞ্জাম দিয়েছেন এ জগতে 
নেতৃত্বের গুরুদায়িত্ব। তার নিছক “তাকবিয়াতুল ঈমান'-এর মাধ্যমে 
বিশ্ববাসীর এমন কল্যাণ এবং আকীদা-বিশ্বাসের সংশোধন হয়েছে, যা হয়ত 
কোনও সরকারের সুচারু-সুপরিকল্পিত প্রচেষ্টায়ও মুশকিল হত হযরত 
মাওলানা রশীদ আহমদ গা্গুহী (রে) বলেন, “মৌলভী ইসমাঈল সাহেব (র)- 
এর জীবদ্দশায়ই আড়াই লাখ মানুষ সংশোধন হয়ে গিয়েছিল । আর তার পরে 
যে কল্যাণ হয়েছে, তার তো কোনও ধারণাই করা যায় না।' 

ব্যাপক দাওয়াত ও ইছলাহের জন্য নিজেকে তিনি পুরোপুরিভাবে প্রস্তুত 
করেন। সাইয়িদ সাহেব (র)-এর (যার হাতে তিনি সুলুক ও জিহাদের বায়'আত 


Wwww.iscalibrary.com 


হযরত শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্দিসে দেহলভী (র)-এর জীবন ও কর্ম ২৬১ 


গ্রহণ করেছিলেন) না কেবল সহকর্মী ও বন্ধুত্বের হকই তিনি আদায় করেছেন 
বরং এ মহান কাজে তার অবস্থান ছিল আন্দোলনের একজন নেতা এবং 
শাসকের উষীর ও নায়েবের পর্যায়ে। অনন্তর তিনি এ মহান কাজে নিজের জীবন 
সত্তাকে উৎসর্গ করে দেন! শাহাদাতের মর্যাদা লাভে ধন্য হন বালাকোটের 
ময়দানে । আল্লামা ইকবাল এমন মহাপুরুষ সম্পর্কেই বলেছেন, 

Aes SHOE -5429৮8৮4৫৫ 

AUB AIL IAUGSL Ye ty Sori 3 hd tel 
মাওলানা শাহ মুহাম্মদ ইসহাক (র) ও শাহ মুহাম্মদ ইয়াকুব রে) 

শাহ সাহেবের একান্ত রুচি-অভিপ্রায়, দরসে হাদীস, এযাযত ও ইসনাদ 

এবং ধর্মীয় জ্ঞান-বিদ্যার প্রচার-প্রসারে তার উত্তরসূরী ছিলেন তারই দুই 
দৌহিত্র হযরত শাহ মুহাম্মদ ইসহারু (র) (১১৯৭-১২৬২ হি.) আর শাহ 
মুহাম্মদ ইয়াকুব (র) (১২০০-১২৮২ হি.)- যিনি ছিলেন শাহ মুহাম্মদ 
আফযাল (র)-এর সুযোগ্য পুত্র । হযরত শাহ আবদুল আযীষ (র) হযরত 
শাহ মুহাম্মদ ইসহাক (র) কে নিজের স্থলাভিষিক্ত করেন। তাকেই দান করে 
দেন নিজের কিতাবাদি, বাড়িঘর ইত্যাদি । তিনি শাহ সাহেবের ইন্তিকালের 
পর তার দরসের মসনদে (শিক্ষকতার আসনে) বসেন এবং ১২৩৯ হিজরী 
থেকে নিয়ে ১২৫৮ হিজরী পর্যন্ত দিল্লীতে আর ১২৫৮ হিজরী থেকে (সন্ধায় 
হিজ্বরতকালে) ১২৬২ হিজরী পর্যন্ত পবিত্র হিজাযে হাদীসের শিক্ষাদান ও 
খেদমতে নিমগ্ন ও ডুবে থাকেন আপাদমস্তক। ভারতবর্ষের শত শত 
উলামায়ে কিরাম তার থেকে হাদীসের দরস (শিক্ষা) নেন। বিভিন্ন শহর-নগর 
থেকে এসে তার কাছে ইস্তিফাদাহ ও উপকার লাভ. করেন বড় বড় আলেম- 
উলামা ও হাদীসের শিক্ষকগণ । গ্রহণ করেন হাদীসের. সনদ। যার মধ্যে 
রয়েছেন শায়খ আবদুল্লাহ্‌ সিরাজ মক্ীসহ অন্যান্য অনেক বড় বড় আলেম- 
উলামা । হযরত শাহ আবদুল আযীয (র) আল্লাহর শুকরিয়া করতেন যে, 
তাকে শাহ মুহাম্মদ ইসমাঈল (ত্রাতুষ্পুত্র) এবং শাহ মুহাম্মদ ইসহাক 
(দৌহিত্র) রূপে দুটি বাহুশক্তি ও বার্ধক্যের যষ্ঠি দান করা হয়েছে। প্রায় তিনি 
এই আয়াতে কারীমা পড়তেন-- 


সোমবার দিন ২৭ রজব ১২৬২ হিজরীতে পবিত্র মক্কায় তিনি ইন্তিকাল 
করেন। তাকে দাফন করা হয় জান্নাতুল মুতাল্লায় হযরত খাদীজা (রা)-এর 
কবরের পাশে। 
Wwww.iscalibrary.com 


শাহ মুহাম্মদ ইয়াকুব (র)ও দিল্লীতে এক দীর্ঘ সময় পর্যন্ত অধ্যাপনা ও 
কল্যাণের ধারা চালু রাখেন। এরপর আপন বড় ভাই শাহ মুহাম্মদ ইসহাক 
(র)-এর সঙ্গে ১২৫৮ হিজরীতে পরিভ্র মক্কায় হিজরত করেন এবং সেখানেই 
স্থায়ী বাসিন্দা হয়ে যান। তার কাছে নবাব সাইয়িদ সিদ্দক হাসান খান কনুজী 
(গভর্নর, ভূপাল), হযরত মাওলানা সাইয়িদ খাজা : আহমদ হাসানী 
নাসিরাবাদী রে)সহ বিরাট সংখ্যক মানুষ উপকার লাভ করেন। শুক্রবার দিন 
২৭ যিলকদ ১২৮২ হিজরীতে পবিত্র মক্কায় তিনি ইন্তিকাল করেন এবং 
জান্নাতুল মু'আল্লায় সমাহিত হন । 


বিশিষ্ট আলেম ও বড় বড় অধ্যাপক 

হযরত শাহ আবদুল আযীয (রে) এর দরস, তরবিয়ত ও সোহরত থেকে 
যেসব উলামায়ে কিরাম ফায়দা লাভ করেছেন আর অনন্তর স্বয়ং শিক্ষা 
মজলিস কায়েম করে গোটা ভারতবর্ষে সুনাম কুড়িয়েছেন, ধর্মীয় শিক্ষা 
ব্যবস্থায় জীবনের এক নতুন প্রাণ সঞ্চার করেছেন। এরপর খোদ সে 
শিক্ষাকেন্দ্রের ফয়েয-বরকতে অসংখ্য বিজ্ঞ আলেম-উলামা তরী হয়ে 
বেরিয়েছেন। তন্মধ্যে এখানে কতিপয় নাম উল্লেখ করা হচ্ছে, যারা ছিলেন 
নিজের অধ্যাপনা শক্তি ও যোগ্যতা, কুরআন-হাদীস ও যৌক্তিকতার সমন্বয় 
এবং গভীর জ্ঞান-প্রজ্ঞায় প্রসিদ্ধ ও স্বীকৃত। যারা ছিলেন স্ব স্ব স্থানে স্বয়ং 
একটি মাদরাসা ও বিদ্যাপীঠ । 

১. মাওলানা মুফতী এলাহী বখশ কান্ধলভী (রে)। 

২. মাওলানা ইমামুদ্দীন দেহলভী রে)। 

৩. মাওলানা হায়দার আলী রামপুরী টোঙ্কী (র)। 

৪. মাওলানা হায়দার আলী কয়যাবাদী (র), “মুনতাহাল কালাম’ 

রচয়িতা। 

৫. মাওলানা রশীদুদ্দীন দেহলভী (র)। 

৬. মাওলানা মুফতী ছদরুদ্দীন দেহলভী (র)। 

এসব বিদ্বান ও শাস্ত্রীয় পণ্ডিত, প্রবীণ অধ্যাপক এবং এছাড়া আরও যেসব 
আহলে দাওয়াত ও আবীমত, ইছলাহ ও সংস্কার আন্দোলন এবং জিহাদ ফী 
সাবীলিল্লাহ -এর নেতৃবৃন্দের নাম এসেছে, যারা শাহ সাহেবের সঙ্গে আধ্যাত্মিক 
ও বাতেনী কল্যাণ লাভের সম্পর্ক রাখতেন, তাদের কারণে বলা যায়, হিজরী 
তের শতক ছিল হযরত শাহ আবদুল আযীয (র)-এর শিক্ষা-দীক্ষা, ইরশাদ ও 
মানুষ গড়ার শতাব্দী। আর এটা মহান আল্লাহর অপার অনুগ্হ। তিনি যাকে 
ইচ্ছা তা দান করেন। ৮৪০০ 430৪ এ ০০৪ lS, 

Wwww.iscalibrary.com 


হযরত শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্দিসে দেহলভী (র)-এর জীবন ও কর্ম ২৬৩ 


শাহ সাহেবের জীবনালেখ্য, যা ওয়ালীউল্লাহী সিলসিলার বহুমুখী মৌলিক 
চিন্তাধারা এবং তার সুযোগ্য উত্তরসূরী পুত্র ও শিষ্যদের জ্যোতির্মালায় দুর্লভ 
মুক্তাতুল্য -এর বিবরণ থেকে অবসর হওয়ার পর আমরা সাহেবের অপর দুই 
পুত্র হযরত রফীউদ্দীন (রে) ও হযরত আবদুল কাদির (র) এবং শাহ 
সাহেবের তিন প্রধান খলীফা হযরত শাহ মুহাম্মদ আশেক ফুলতী রে), খাজা 
মুহাম্মদ আমীন কাশ্মীরী (র) ও সাইয়িদ শাহ আবু সাঈদ হাসানী রায়বেরেলী 
€র)-এর জীবনালেখ্য পেশ করব, যা চয়িত ও উদ্ধৃত করা হচ্ছে ‘নুযহাতুল 
খাওয়াতির” সপ্তম খণ্ড থেকে । 


শাহ রফীউদ্দীন দেহলভী (র) 

শারখে ইমাম, প্রবীণ আলেম আল্লামা রফীউদ্দীন আবদুল ওয়াহহাব বিন 
ওয়ালীউল্লাহ বিন আবদুর রহীম উমারী দেহলভী রে) ছিলেন সমকালের 
প্রসিদ্ধ মুহাদ্দিস, দার্শনিক, উসূলবিদ, সময়ের নির্ভরযোগ্য, অনন্য বিরল 
ব্যক্তিত্ব। তার জন্ম ও ক্রমবিকাশ হয় দিল্লীতে । তিনি ইলম হাসিল করেন 
আপন বড় ভাই শাহ আবদুল আযীয (র)-এর কাছে। এক সুদীর্ঘ সময় পর্যন্ত 
তার সঙ্গে কাটান। তরীকতে শাহ মুহাম্মদ আশেক ইবনে উবাইদুল্লাহ ফুলতী 
(র) থেকে ফায়দা লাভ করেন। বিশ বছর বয়সেই জ্ঞান-প্রজ্ঞা, ফাতওয়া 
প্রদান ও অধ্যাপনায় স্বকীয়তা ও খ্যাতি লাভ করেন। পূর্বোক্ত আপন ভাইয়ের 
জীবদ্দশায়ই তিনি লেখালেখি ও গ্রন্থ রচনার কার্যক্রম শুরু করে দিয়েছিলেন 
এবং আকাবিরে উলামাদের মধ্যে গণ্য হতেন। শাহ সাহেবের দৃষ্টিশক্তি লোপ 
পেয়ে গেলে তিনিই শিক্ষা ও অধ্যাপনার ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখেন। 
শিক্ষার্থীদের ভীড় জমে যায় তার দরসে এবং তারা তার জ্ঞানের গভীর 
বারিধারা থেকে উপকৃত হন যথাযোগ্যভাবে। বিশ্বের বড় বড় উলামায়ে 
কিরাম তার জ্ঞান-প্রজ্ঞার স্বীকৃতি দিয়েছেন। বিরাট গ্রহণযোগ্যতা, সমাদর ও 
প্রসিদ্ধি লাভ করে তার রচনাবলি। 

তার বড় ভাই শাহ আবদুল আযীয (র) শায়খ আহমদ বিন মুহাম্মদ 
শারওয়ানী (র) কে শাহ রফীউদ্দীন সাহেব রে) সম্পর্কে লিখেছিলেন, ‘এখন 
প্রিয় ভাই ও সময়ের সুজনের যুগ। যিনি সম্পর্কে আমার সহোদর ভাই। 
শাস্ত্রীয় জ্ঞান-প্রজ্ঞা ও সাহিত্যে (মানুষ আমার সাথে যেসবের সম্বন্ধ করে) 
আমার অংশীদার । সে বয়সে আমার থেকে সামান্য ছোট । কিন্তু জ্ঞান-প্রজ্ঞায় 
আমার সমান। আল্লাহ তাআলা নিজ মেহেরবাণীতে তার লালন-পালন 
করেছেন আমার হাতে । আর তার পূর্ণাঙ্গতার মাধ্যয আমাকে বানিয়ে অনুগ্রহ 
করেছেন আমার ওপর । সে কয়েকদিনের সফর থেকে ফিরে এসে আমাকে 

Wwww.iscalibrary.com 


১০৫ কাত a ক a রড 0 নর চল চর লম রম কও পল নটা লওক ক তল 


একটি সংক্ষিপ্ত তবে অতি মূল্যবান পুস্তিকা উপহার দিয়েছে। সেটি এমন 
তত্ত্ব-উপাত্তে ভরা, যাতে সে অদ্বিতীয় । তার পূর্বে সেগুলো কেউ লিখেনি। 
তার এই স্বকীয়তা আয়াতে নূয়ের তাফসীর ও তাতে সুপ্ত মর্মগুলোর প্রকাশ্য 
উন্মোচন। আমি পূর্ণ আস্থার সঙ্গে বলছি, এ অধ্যায়ে তার বিবরণগুলো 
এমনই বিস্ময়কর, যার মাধ্যমে সে বাণীর মূলবস্তু প্রকাশ করে দিয়েছে। 
আলোময় করে দিয়েছে সমূহ আত্মার প্রদীপ। নিজের স্বকীয় রচনাশৈলীতে 
ভাগ্যবানদের করেছে প্রাণবন্ত ।' 

শায়খ মুহসিন ইবনে ইয়াহইয়া তারহতী *৯/ 32 গ্রন্থে লিখেন, 
“সেসব প্রচলিত শান্ত্র-বিদ্যা ছাড়া শাহ সাহেবের প্রাথমিক জ্ঞান-বিদ্যায়ও তার 
পরিপূর্ণ দক্ষতা হিল, যা তার মত অনেক রুম বিদ্বানের দখলে থাকে । তার 
রচনাবলি খুবই উন্নত ও মূল্যবান। আমি. তার কয়েকটি কিতাব পড়ে 
দেখেছি। তাতে হযরতের জ্ঞানগত ও শাস্ত্রীয় ভাষায় এমন তথ্য-উপাত্ত 
দেখতে পেয়েছি, যে রকম সূক্ষ্ম জ্ঞান খুব কমই হয়ে থাকে। অল্প শব্দে তিনি 
অনেক বিষয় একত্রিত করে দিয়েছেন। যাতে তার জ্ঞানের গভীরতা ও সূক্ষ্ম 
বুদ্ধিমত্তার ধারণা হয়। তার রচিত ‘৷ &- গ্রন্থটি তাত্বিক কিছু কঠিন 
বিষয়ের উপর লিখিত। শান্্ীয় পণ্ডিতগণ যার প্রশংসা করেছেন৷ তার আরও 
একটি সংক্ষিপ্ত ও স্বয়ংসম্পূর্ণ পুস্তিকা রয়েছে। যাতে তিনি প্রত্যেক বিষয়ে 
মহব্বতের কার্যকারিতা দেখিয়েছেন ও তার ব্যাখ্যা দিয়েছেন। এর নাম 
'আসরারুল যুহাব্বত'। এমন কম লোকই পাওয়া যাবে, যারা এ বিষয়ের 
উপর অভিমত প্রকাশ করেছেন । আমার 'ধারণামতে এ বিষয়ের উপর তার 
পূর্বে কেবল দু'জন দার্শনিক আবু নছর ফারাবী ও বু আলী ইবনে সীনা কলম 
ধরেছেন। যেমনটি জানা যায় নাসীরুদ্দীন তুসীর কোনও কোনও গ্রন্থ থেকে।' 

শায়খ মুহসিন এর উল্লেখিত কিতাবাদি ছাড়াও তার আরও বিভিন্ন 
কিতাব. রয়েছে। তন্ধ্যে ছন্দ-জ্ঞানের উপর একটি পুস্তিকা, মুকান্দামায়ে 
ইলম, ইতিহাস, চাঁদ দ্বিখণ্ডিত করার প্রমাণ, দার্শনিকদের মূলনীতির উপর 
দার্শনিক প্রামাণ্যের ত্রান্ততা, তাহকীকে আলওয়ান (রং নিয়ে গবেষণা), 
কিয়ামতের আলামত, পর্দা, বুরহানে তামানু (বিপরীতমুখী প্রমাণ), আকদে 
আনামিল (দশ আঙ্গুলের সাহায্যে বিশেষ গণনা), আরবাইনে কাফফাতের 
শরাহ, মানতিকসহ সাধারণ নানা বিষয়েও তার পুস্তিকা রয়েছে। রিসালায়ে 
মীর যাহেদ এর উপর টীকাও লিখেছেন । 

তার রচনাবলির মধ্যে "০4 (১৭53 এমন একটি বিস্ময়কর 
কিতাব। অনেক কম লেখকেরই এরপ গ্রন্থ রচনার সৌভাগ্য হয়েছে।। 


Wwww.iscalibrary.com 


হযরত শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্দিসে দেহলভী (র)-এর জীবন ও কর্ম ২৬৫ 


এছাড়াও ভার একাধিক উঁচু মাপের কিতাব রয়েছে। আপন পিতার কোনও 
কোনও আরবী কবিতার তাখলীসও লিখেছেন। তার আরবী কবিতার একটি 
নমুনা নিম্নরূপ । 
WoL Sa MLAS UH ৪৬ ০8০০৯ ১৯৪ 
5১13 ০৭ pial 5৪ ১৯০৫৪ ২৯০০৪ CH el pal AUS 
তু ...5১৩)। 39৯3 BAM GAR SG Sd ০০ ON ৪১৪০ 05 ০৯ 
তার একটি আরও ফসীহ-রলীগ কবিতা রয়েছে। যার দ্বারা যুক্তিবিদ্যায় 
তার উচ্চতা ও আরবীতে দক্ষতার প্রমাণ পাওয়া যায়। তিনি এতে বৃ আলী 
সীনার কবিতা “আইনিয়াহ'-এর জবাব লিখেছেন, যাকে “৮5১1 ৪১৪ বলা 
হয়। যার সুচনা- 
১8৬০৩ 8০০০ 49358০37১০১ ০৯৪ ০০ এ এস 
এই কবিতায় ইবনে সীনার আরবী ভাষার উপর দক্ষতা, একই সঙ্গে 
মাধুর্য, প্রাঞ্জলতা ও বাগ্মীতার বহিঃপ্রকাশ ঘটেছে। এর জবাব দেওয়া যে 
কোনও সাধারণ মানুষের কাজ ছিল না। হযরত শাহ রফীউদ্দীন (র) এর 
জবাব লিখেছেন। যার দ্বারা বাকপটুতা ও আরবী ভাষাজ্ঞান প্রকাশ পায়। 
তার কবিতার শুরু হচ্ছে, 
১৯৪৩৫ ০৯৭ CHS # all ২১৭৪ জি ৪৯০ 
তিনি আপন বড় ভাই শাহ আবদুল আযীয (র) এর জীবদ্দশায়ই ৬ 
শাওয়াল ১২৩৩ হিজরী সনে দিল্লীতে ইন্তিকাল করেন। শহরের বাইরে 
সম্মানিত পিতা ও পিতামহের পাশে তিনি সমাহিত হন। 


শাহ আবদুল কাদির দেহলভী (র) 

শায়খে ইমাম বিশিষ্ট আলেম, বিখ্যাত আরেফ শাহ আবদুল কাদির 
ইবনে শাহ ওয়ালীউন্লাহ ইবনে আবদুর রহীম উমারী দেহলভী ছিলেন 
খোদায়ী জ্ঞানের প্রবীণ উলামায়ে কিরামের একজন। তার বেলায়েত ও 
মাহাত্যের উপর মানুষের বরাবরই বিস্ময় রয়েছে। কেননা তার শৈশবেই 
তার সম্মানিত পিতার ইন্তিকাল হয়ে যায়। তিনি আপন বড় ভাই শাহ 
আবদুল আযীয-রে)-এর কাছে ইলম হাসিল করেন। তরীকতের দীক্ষা লাভ 
করেন শাহ আবদুল আদল দেহলভী থেকে । লাভ করেন ইলম-আমল, যুহদ- 
তাকওয়া (দুনিয়াবিমুখতা-আল্লাহভীরুতা) বিনয়-নম্রতা ও সুলুকের সৌন্দর্যে 


Wwww.iscalibrary.com 


স্বকীয় মর্যাদা। এসব মর্যাদা ও বৈশিষ্ট্যের কারণে আল্লাহ তা'আলা তার 
শ্রদ্ধা-মহব্বত সৃষ্টি করে দেন তার বান্দাদের অন্তরে। তিনি নিজ শহরে 
গণআশ্রয়স্থল হয়ে যান। ইলম-রিওয়ায়েত, দিরায়াত (জ্ঞান-বিদ্যা, প্রামাণ্য 
দলীল) আত্মশুদ্ধি ও আধ্যাত্মিক প্রশিক্ষণে মানুষ তার শরণাপন্ন হতে শুরু 
করে দলে দলে। 

তিনি ব্যস্ত থাকতেন দরস ও ইফাদা নিয়ে। অবস্থান করতেন দিল্লীর 
আকবরাবাদী মসজিদে । তার থেকে মাওলানা আবদুল হাই বিন হেবাতুল্লাহ্‌ 
বড়হানবী, মাওলানা মুহাম্মদ ইসমাঈল বিন শাহ আবদুল গণী দেহলভী (রে), 
মাওলানা ফযলে বিন ফযলে ইমাম খায়রাবাদী, মির্যা হাসান আলী শাফিঈ 
লাখনৌভী (র), শাহ ইসহাক ইবনে শাহ আফযল উমারী দেহলভী (মক্কায় 
সমাহিত), মাওলানা সাইয়িদ মাহবুব আলী জাফরী, মাওলানা সাইয়িদ 
ইসহাক ইবনে ইরফান রায়বেরেলী (হযরত সাইয়িদ আহমদ শহীদ র.-এর 
বড় ভাই) সহ আরও অনেক উলামায়ে কিরাম উপকার লাভ করেন। 

তার উপর আল্লাহ তা'আলার সবচেয়ে অনুগ্রহ ছিল এই যে, তিনি 
ভারতীয় ভাষায় কুরআনে কারীমে অনুবাদ ও তাফসীর লেখার তাওফীক 
পেয়েছেন। উলামায়ে কিরাম একে যথেষ্ট মূল্যায়ন করেন এবং একটি নববী 
মুজিযা বলে স্বীকৃতি দেন। মুহতারাম আব্বাজান (র) “মহরে জাহাতাব' গন্থে 
লিখেছেন, ‘শাহ আবদুল কাদির (র) উক্ত তরজমা লিখার পূর্বে স্বপ্নে দেখেন, 
তার উপর কুরআন অবতীর্ণ হয়েছে। তিনি এ স্বপ্ন বড় ভাই শাহ আবদুল 
আযীষ (র)-এর কাছে খুলে বলেন। তখন তিনি জবাবে বললেন, এটি সত্য 
স্বপ্নী। কিন্ত যেহেতু রাসূলে কারীম (র)-এর তিরোধানের পর থেকে অহী 
অবতীর্ণের ধারাবাহিকতা স্থগিত হয়ে গেছে, তাই এখন এ স্বপ্নের ব্যাখ্যা 
হচ্ছে- আল্লাহ তাআলা তোমার দ্বারা কুরআনে কারীমের ভূতপূর্ব খেদমত 
নিবেন ।' সুতরাং এই ভবিষ্যদ্বাণী “৫ )| ৫. রূপে পূর্ণতা পেয়েছে। 

তার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, তিনি সাধারণ ভাষার বিপরীতে এমন 
কথ্যভাবা অবলম্বন রুরেছেন, যাতে সাধারণ, অসাধারণ, শর্তমুক্ত ও শর্তযুক্ত 
এবং ব্যবহারিক স্থানের প্রতি পূর্ণ লক্ষ্য রেখেছেন। এটি আল্লাহর এমন এক 
অনুগ্রহ, যার জন্য এরূপ কিছু মানুষকেই তিনি মনোনীত করেন । 

আমি “মুষিহুল কুরআন, শ্রবণ ও রিওয়ায়েত করেছি আপন নানী সাহেবা 
সাইয়িদাহ হুমাইরা বিনতে শাহ আলম আল-হুদা হাসানী নাসিরাবাদী থেকে । 
তিনি শাহ আবদুল কাদির সাহেব (র)-এর কন্যা থেকে রিওয়ায়েত করেন। 
তিনি রিওয়ায়েত করতেন তার সম্মানিত পিতা থেকে ৷ তার ইন্তিকাল হয় ১৯ 


Wwww.iscalibrary.com 


হযরত শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্দিসে দেহলভী (র)-এর জীবন ও কর্ম ২৬৭ 


রজব ১২৩০ হিজরীতে আর সমাহিত হন স্বীয় পিতার পাশে । সে সময় বড় 
ভাই শাহ আবদুল আমীয রে) ও শাহ রফীউদ্দীন রে) জীবিত ছিলেন। 
স্বাভাবিকভাবেই এটা তাদের জন্য একটি কষ্টের বিষয় ছিল। তারা 
ছোটভাইকে দাফন করার সময়, বারবার বলছিলেন, ‘আমরা একজন মানুষকে 
নয় বরং ইলম ও ইরফান্রে আপাদমস্তক দাফন করছি।” 

এটিও যুগের একটি বিস্ময় যে, শাহ ওয়ালীউল্লাহ রে)-এর উক্ত চার পুত্র 
জন্ম নিয়েছিলেন ইরাদত খাতুন বিনতে সাইয়িদ ছানাউল্লাহ (র)-এর উদরে। 
যাদের মধ্যে সকলের বড় ছিলেন শাহ আবদুল আযীয (রে), এরপর শাহ 
রফীউদ্দীন (র), তারপর শাহ আবদুল কাদির (র) আর সর্বকনিষ্ঠ শাহ আবদুল 
গণী (র) (যিনি ছিলেন ইসমাঈল শহীদ (র)-এর পিতা । কিন্তু সর্বপ্রথম ছোট 
ভাই শাহ আবদুল গণী রে) এর ইন্তিকাল হয়ে যায়। এরপর শাহ আবদুল 
কাদির (র)-এর, তারপর শাহ রফীউদ্দীন (র)-এর, আর সবার পরে ইন্তিকাল 
হয় শাহ আবদুল আযীয (র)-এর। এই প্রত্যেক ভাই ইলম-আমল, ইফাদা ও 
ফয়েজ রেসানীতে (উপকার ও কল্যাণ পৌঁছানোতে) সমকালীন উলামা- 
বুযুর্গানে দীনের মাঝে (শাহ আবদুল গণী €র) ব্যতীত, কেননা তিনি যৌবনের 
শুরুতেই ওপরে চলে গিয়েছিলেন) স্বকীয় মর্যাদার অধিকারী ছিলেন। শাহ 
আবদুল গণী রে)-এর সম্মানিত' পুত্র হযরত মাওলানা ইসমাঈল শহীদ (র) কে. 
আল্লাহ তাআলা এমন তাওফীক দান করেছিলেন, যার বদৌলতে তিনি তার 
মুহতারাম পিতার পক্ষ থেকে পূর্ণ ক্ষতিপূরণ করে দেন। 


শাহ মুহাম্মদ আশেক ফুলতী (র) 

বিজ্ঞ আলেম ও বিশিষ্ট মুহাদ্দিস হযরত মাওলানা শাহ মুহাম্মদ আশেক 
ইবনে উবাইদুল্লাহ ইবনে মুহাম্মদ সিদ্দীকী ফুলতী ছিলেন প্রবীণ মাশায়িখদের 
মধ্যে অন্যতম। তার বংশপরম্পরা একুশ পূর্বপুরুষের মধ্য দিয়ে হযরত 
মুহাম্মদ ইবনে আবু বকর সিদ্দীক (রা)-এর সাথে গিয়ে মিলিত হয়। শৈশব 
থেকেই তিনি ইলম অর্জনে নিয়োজিত হন। গ্রহণ করেন মহান শায়খ হযরত 
শাহ ওয়ালীউল্লাহ দেহলভী রে)-এর সাহচর্য (যিনি ছিলেন তার ফুফাতো 
ভাই)। তার থেকে তিনি ইলম ও মারিফত হাসিল করেন। তার সঙ্গে ১১৪৩ 
হিজরীতে তিনি হারামাইন শরীফাইনের সফরও করেন। ধন্য হন পবিত্র মন্কা- 
মদীনা যিয়ারত ও.মহান হজ্জ পালন করে। হারামাইন শরীফাইনের বিশিষ্ট 
উলামায়ে কিরাম থেকে জ্ঞান আহরণ ও উপকারিতা লাভে তার সঙ্গে শরীক 
থাকেন, যার মধ্যে শায়খ আবু তাহের মুহাম্মদ ইবনে ইবরাহীম কুদী মাদানী 
বিশেষ মর্যাদার অধিকারী । শায়খ মাদানী তাকে ইজাযতও দিয়েছেন। 


Wwww.iscalibrary.com 


শায়খ ওয়ালীউল্লাহ (র)-এর সঙ্গীসাীদের মধ্যে তিনি ইলম-জ্ঞান ও 
মারেফাতের দিক থেকে সকলের শীর্ষে ছিলেন। এভাবে তিনি শাহ সাহেব 
দেহলভী (র)-এর মুহরিমে আসরার (জ্ঞানের রহস্যভেদ) হয়ে গেলেন। 
যেমন শায়খ আবু তাহের রে) তার ইজাযত নামায় (অনুমতিপত্রে) তার 
সম্পর্কে লিখেছেন, “এ লোক তার (শাহ ওয়ালীউল্লাহ র.-এর) কামালাতের 
€(যোগ্যতী-পূর্ণাঙ্গতার) দর্পণ এবং উন্নত গুণাবলির নমুনা ।' তার উত্তাদ শাহ 
ওয়ালীউল্লাহ (র) তাকে সম্বোধন করে বলেছিলেন, 

34 bag ol AALS A # daly Bl ৩০৪ ৩১০০ 

RL EE 05০ এলি pie DUN SG ও dl 

‘আমার মন বলছে, তুমি শিক্ষাকেন্্র ও বিদ্যাগীঠগুলোর উচ্চাসনে 
অধিষ্ঠিত হবে। সেসব শহরে তুমি হবে বিরাট সম্মানের পাত্র । তোমার 
অনুগত হবে ছোট বড় সকলেই ৷’ 

অন্যত্ৰ বলেন, 

৮০১০ ৬১ AUN silat Ai ০০০০ Us 3 
UL 0৯০) ০০4৫ ol # ০৮৫20 Y Al Sas 
০১১ S38 ও Lan S32 # POLS Jans 19H 

“যদি আমার বিশ্বাস সত্য হয়, তবে সম্পর্কে গোপন শক্তি তোমার হস্ত 
গত হবে! তোমর এমন জ্যোতির্ময় আলো হাসিল হবে, যা তোমার অন্তর্চক্ষু 
খুলে দিবে এবং সকল রহস্যভেদ উন্মোচন করে দিবে। আর পরিপূর্ণ জ্ঞানের 
দ্বারা এমন আত্মতৃপ্তি লাভ হবে, যা তোমার কষ্ট-ক্লেশ বিদূরিত করে দিবে। 

শরহে দু'আয়ে ই'তিছাম -এর অভিমতে শাহ সাহেব (র) লিখেন, 

Ky pails ৪0১ ০৮ 04% ৯5০০১ ০৯৪ এ এর 

১১ ১৯৯ এ ০০০৮5) # অ ১8৪ ১৯৯ ৪৮ ০০ 4৯৯৪ 

রা রা Ua EE EE uo ৪ 

MEER 2 WEEE এত FE) হওয়া" বরকতময় 
হোক । জ্ঞান-বিদ্যার গভীরতা, প্রসার ও জ্ঞানের মনিমুক্তারা শৃঙ্খলা-বিন্যাসও 
পুণ্যময় হোক । সেই সাথে আছে গোপন উত্তভেদ সংরক্ষণ এবং ইলম- { 


Wwww.iscalibrary.com 


হযরত শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্দিসে দেহলভী (র)-এর জীবন ও কর্ম ২৬৯ 


আমলের অথৈ সমুদ্রে সম্ভরণ ও ডুব দান। তোমার এই সাফল্য লাভ হয়েছে 
আল্লাহ তা'আলার পক্ষ থেকেই । আর গৌরবময় পুঁজিও আল্লাহরই দান।" 

তার থেকে শাহ আবদুল আযীয (র) ও তার ভাই শাহ রফীউদ্দীন (র), 
সাইয়িদ আবু সাঈদ রায়বেরেলী (র) সহ এক মানবগোষ্ঠী উপকার লাভ 
করেছে। তার রচনাবলির মধ্যে ১. “সাবীলুর রাশাদ' ফার্সীতে তাসাওউফের 
উপর বিস্তৃত একটি গ্রন্থ। ২. আরেকটি কিতাব * 34 5৪ ৯ J 
190টি তার শায়খ হযরত শাহ ওয়ালীউল্লাহ (র)-এর জীবনকর্ম 
সম্পর্কিত। ৩. 'দু'আয়ে ইতিছাম' এটি শাহ সাহেবের হাকায়েক- ও 
মাঁআরেফ সম্পর্কিত কিতাবাদির শরাহ। ৪. তার সবচেয়ে বৃহৎ রচনা 
“তাবঈযুল মুছফফা শরহুল মুয়ান্তা', যা শাহ সাহেব রে)-এর রচিত 'মুছফফা' 
কিতাবের সাথে সম্পর্কিত । তিনি ১১৮৭ হিজরীতে ইন্তিকাল করেন। যেমনটি 
জানা যায়, সাইয়িদ আবু সাঈদ রায়বেরেলী (র)-এর নামে হযরত শাহ 
আবদুল আযীয (র)-এর লিখিত “গারামীনামাহ' থেকে । 


খাজা মুহাম্মদ আমীন কাশ্মীরী ওয়ালীউল্লাহী 

হযরত শাহ ওয়ালীউল্লাহ (র)-এর যে চার খলীফা ও একান্ত সাহচর্যধন্য 
শাগরেদদের মাধ্যমে তার শিক্ষা-দীক্ষা ও লক্ষ্য উদ্দেশ্যের সিলসিলার প্রচার- 
প্রসার হয়েছে, তাদের মধ্যে বিশিষ্ট এক শাগরেদ ছিলেন খলীফা খাজা 
মুহাম্মদ আমীন কাশ্মীরী (র)। মাওলানা হাকীম সাইয়িদ আবদুল হাই (র) 
'নুষহাতুল খাওয়াতির' গ্রন্থে তার জীবনালোচনা করতঃ লিখেন, “তিনি মূলতঃ 
কাশ্মীরের লোক ছিলেন। বসবাস করতেন দিল্লীতে । তিনি শাহ সাহেবের 
বিশিষ্ট প্রবীণ শাগরেদদের অন্যতম । নিজেকে আপন শায়খের প্রতি. সম্বন্ধিত 
করতেন। আর “ওয়ালীউল্লাহী' লিখতেন এবং বলতেন। তার স্বকীয়তা ও 
সম্মানের জন্য এতটুকুই যথেষ্ট যে, শাহ আবদুল আযীয €র) মুহতারাম পিতা 
শাহ সাহেবের ইন্তিকালের পর তার থেকে বিভিন্ন শাস্্-জ্ঞানের পূর্ণতা লাভ 
করেন।. যেমনটি স্বয়ং আবদুল আযীয (র) তার “উজালায়ে নাফি'আহ” 
পুক্তিকায় পরিষ্কারভাবে ব্যক্ত করেছেন। তার মর্যাদা ও স্বকীয়তার দ্বিতীয় 
প্রমাণ হচ্ছে, হযরত শাহ ওয়ালীউল্লাহ (র) তার জন্য বিশেষভাবে বিভিন্ন 
'পুস্তিকা রচনা করেছেন। 

হযরত শাহ আবদুল আযীয (র) কর্তৃক হযরত শাহ আবু সাঈদ রায়বেরেলী 
(র) এর নামে লিখিত ও প্রেরিত 'গারামীনামাহ' থেকে জানা যায়, তার ইন্তিকাল 
১১৮৭ হিজরী অথবা এর কাছাকাছি কোন সময় হয়েছে। কেননা হযরত 
সাইয়িদ শাহ আবু সাঈদ (র) রবীউল আউয়াল ১১৮৭ হিজরীতে হজ্জের 


Wwww.iscalibrary.com 


ভিলেন গন করেছিলেন । আর প্রভাব করছিলেন ১১৮৮ হিজরীতে (শাহ 
সাহেবের এই চিঠি হজ্জ থেকে প্রত্যাবর্তনের পর হস্তগত হয়। 

খাজা মুহাম্মদ আমীন কাশ্মীরী (র) স্বকীয় মর্যাদা এ থেকেও বুঝা যায় 
যে, 'কালিমাতে তাইয়িবাত' গ্রন্থে তার নামে শাহ সাহেবের লিখিত গুরুত্বপূর্ণ 
চারটি পত্র রয়েছে। যেগুলো হাকায়েক ও মাআরেফের সূক্ষ্মতা সম্পর্কিত । 

উক্ত. চার মহান খলীফা (১. শাহ মুহাম্মদ আশেক ফুলতী, ২. শাহ 
মুহাম্মদ আমীন কাশ্মীরী, ৩. শাহ নূরুল্লাহ বড়হানবী ও ৪. শাহ আবু সাঈদ 
বেরলভী) ছাড়াও শাহ সাহেবের অন্যান্য আরও খলীফা ছিলেন, যাদের 
জীবনকর্ম বিস্তারিতভাবে পাওয়া যায় না। তন্মধ্যে অনন্য একজন ছিলেন 
হাফেয আবদুন নবী ওরফে আবদুর রহমান, যার সঙ্গে শাহ সাহেবের একান্ত 
সম্পর্ক ছিল বলে জানা যায়। 


শাহ আবু সাঈদ হাসানী বায়বেরলভী 

সাইয়িদ আবু সাঈদ বিন মুহাম্মদ জিয়া বিন আয়াতুল্লাহ বিন শায়খে 
আযল আলামুল্লাহ নকশেবন্দি বেরলভী রে) ছিলেন অনন্য এক আল্লাহওয়ালা 
আলেম। রায়বেরেলীতে তার জন্ম ও ক্রমবিকাশ. হয়। শিক্ষা-লাভ করেন 
মোল্লা আবদুল্লাহ আমিঠাবী (র)-এর কাছে। এরপর আপন চাচা সাইয়িদ 
মুহাম্মদ সাবের বিন আয়াতুল্লাহ নকশেবন্দী (র)-এর কাছে বাই'আত হন 
এবং আধ্যাত্মিকতা শিক্ষা-দীক্ষায় এক সুদীর্ঘ সময় আত্মনিয়োজিত থাকেন। 
এরপর দিল্লী এসে শাহ ওয়ালীউল্লাহ দেহলভী (র)-এর কাছে থেকে উপকার 
লাভ. করেন। আর তার মৃত্যুর পর প্রয়োজনীয়তা উপলব্ধি করে শাহ 
সাহেবের বিশিষ্ট শাগরেদ শায়খ মুহাম্মদ আশেক উবাইদুল্লাহ ফুলতি থেকেও 
ইন্তেফাদা লাভ করেন। শাহ মুহাম্মদ আশেক (র) তার অনুমতিপত্রে লিখেন, 
‘সাইয়িদে তাকী ও নকী (খোদাভীরু পুণ্যাত্মাদের সরদার), আরেফ বিল্লাহ, 
প্রশংসাযোগ্য ওয়ালী মীর আবু সাঈদ আমাদের শায়খ ওয়ালীউল্লাহ (র)-এর 
সঙ্গে থেকেছেন। তার কাছ থেকে তরীকতের কতিপয় নিয়মনীতি জেনে নিয়ে 
সেগুলোর উপর অটল থেকেছেন। এমনকি তার উপর শায়খের তাওয়াজ্জুহ 
(অস্ত্দষ্টি)-এর বরকতে প্রকাশ্য-অপ্রকাশ্য তথ্য-উপাত্ত ও রহস্যভেদের পথ 
খুলে যায়। তার ব্যক্তিতে আধ্যাত্মিকতার অবস্থা ও প্রতিক্রিয়া প্রকাশ পায় 
এবং তার সেই শুহুদ হাসিল হয়, যা আধ্যাত্মিকতার মৌলিক উদ্দেশ্য । 

অন্যস্থানে লিখেন, ‘এরপর যখন হযরত শায়খ (র) দারে রিষওয়ানে 
ইন্তিকাল করেন, তখন তার খেয়াল হল, নকশেবন্দিয়াহ, কাদেরিয়াহ, 


Wwww.iscalibrary.com 


হযরত শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্দিসে দেহলভী (র)-এর জীবন ও কর্ম ২৭১ 


এবং আধ্যাত্মিকতার প্রতিক্রিয়াশীল তরীকায়. দাখিল হবেন। আমি তার 
পিপাসা দেখে হাদীসে “ইলজাম'-এর ভয়ে উদ্দেশ্য হাসিলে তাকে সাহায্য 
করি এবং সেসব নিয়ম-নীতির উৎসাহ ও প্রশিক্ষণ দেই। আর যখন তার 
মধ্যে সেসবের আলামত, প্রতিক্রিয়া ও অবারিত আলো প্রত্যক্ষ করি এবং 
তার. পরিপর্কতার পরিমাপ করে ফেলি, তখন ' ইন্তিখারার পর তাকে 
জ্ঞানপিপাসু ও সালেকীনের পথপ্রদর্শনের ইজাযত দেই। তিনি সকল 
তরীকায় বায়'আত গ্রহণ করেন। তাকে স্থলাভিষিক্ততা ও. ইজাযরতরূপে 
‘গৌরবময় বুযুগীর বিশেষ পোশাক’ পরিধান করিয়েছি । যেভাবে আমাদের 
শায়খ আমাদেরকে পরিধান করিয়েছিলেন এবং তার ইজাযত দিয়েছিলেন; 
যেভাবে শায়খ উবাইদুল্লাহ আমাদেরকে আপন পূর্বপুরুষ ও মাশারিখে 
কিরামের মাধ্যমে হাসিলযোগ্য পোশাক ও ইজাযতে ভূষিত করেছিলেন সেই 
সাথে আমি তাকে তাফসীর, হাদীস, ফিকহ ও তাসাওউফের শিক্ষাদান 
€মুতালা'আ ও শরাহসমূহের আশ্রয় নেওয়ার শর্তে) এবং নাহব-ছরফ শাস্ত্রে 
অধ্যাপনার অনুমতি দিয়েছি। জায়েয প্রয়োজনাদির সময় তাবীয এবং 
মাশায়িখের আমল গ্রহণের অনুমতিও দিয়েছি। * 038 5৪ =! 498 
এ slp এবং ‘hl ৪৪3 ০০১১৭ ই 2৪৪।'-এর মধ্যে উল্লেখিত 
সকল আমল ও নিয়মনীতি গ্রহণের ইজাযত দিয়েছি’ 

সাইয়িদ শাহ আবু সাঈদ (র) ছিলেন একজন সম্লান্ত পুণ্যবান, অতি 
দয়াবান, অতিথিপরায়ণ, গরীবের বন্ধু ও আল্লাহতীরু ব্যক্তি। আপনজনদের 
সঙ্গে তিনি হিজায সফর করেন। মক্কা শরীফে গিয়ে পৌঁছেন ২৮ রবিউল 
আউয়াল ১১৮৭ হিজরী সনে। পবিত্র হজ্জ পালন শেষে মদীনা যুনাওয়ারায় 
হাযির হন. এবং সেখানে ছয় মাস অবস্থান করেন। শায়খ আবুল হাসান 
সিন্ধী-এর কাছে 'মাছাবীহ' শ্রবণ করেন। সহসা দেখলেন, রাসূলুল্লাহ (স) 
বরকতময় হুজরা থেকে বাইরে তাশরীফ রাখছেন। প্রথমে নবীজীর পবিত্র 
স্কন্ধের ঝলক প্রকাশিত হয়। এরপর পবিত্র দেহ প্রকাশ পায় এবং সম্মুখে 
তাশরীফ নিয়ে তিনি মুচকি হাসেন। তার (শায়খ আবু সাঈদ র. এর) মুরীদ 
ও. মাঁজায (যোগ্য উত্তরসূরী) শায়খ আমীন ইবনে হুমাইদ. উলওয়া কাকুরবী 
স্বরচিত পুস্তিকায় লিখেন, “শায়খ আবু সাঈদ (র) বলতেন, আমি রাসূলুল্লাহ 
(র) কে পবিত্র মদীনায় স্বপ্নে আপাদমস্তক দেখেছি।' 

তারপর মক্কায় প্রত্যাবর্তন করেন এবং শায়খ. মুহাম্মদ .মীর দাদ 
আনসারীর কাছে “জাযরিয়্যাহ' পড়েন। এরপর তায়েফ হয়ে ভারত আসেন 
এবং মাত্রাজে প্রবেশ করেন। সেখানে বেশ কিছুদিন অবস্থান করেন এবং 


Wwww.iscalibrary.com 


গ্রহণযোগ্যতা ও আস্থা অর্জন করেন। আর তার থেকে অনেক মানুষ উপকৃত 
হন। তন্মধ্যে আলহাজ্জ আমীনুদ্দীন ইবনে হুমাইদুদ্দীন কাকুরবী, মাওলানা 
আবদুল কাদির খান খালেছপুরী, মীর আবদুস সালাম বদোখশী, শায়খ মীর 
দাদ আনসারী মক্কী, মাওলানা জামালুদ্দীন বিন মুহাম্মদ সিদ্দীক কুতুব, 
মাওলানা আবদুল্লাহ আকনুদী ও শায়খ আবদুল লতীফ হুসাইনী মিসরীসহ 
আরও অনেক লোক ছিলেন। তিনি ৯ রমাযান ১১৯৩ হিজরীতে 
রায়বেরেলীতে ইন্তিকাল করেন এবং সেখানেই সমাহিত হন। 
বিখ্যাত এক সমসাময়িক ও সংস্কারক 
শায়খ মুহাম্মদ বিন আবদুল ওয়াহহাব (র) 

হযরত শাহ ওয়ালীউল্লাহ (র)-এর বিখ্যাত এক সমসাময়িক ও মহান 
সংস্কারক নজদের এক বিশিষ্ট আলেম এবং দৃঢ়চিত্ত দাঈ ও শুদ্ধিকারক হলেন 
শায়খ মুহাম্মদ বিন আবদুল ওয়াহাব বিন সুলাইমান তামীমী হাম্বলী 
(১১১৫-১২০৬ হিজরী মোতাবেক ১৭০৩-১৭৯২ খৃ.) ৷ তিনি জন্মতারিখ 
হিসেবে শাহ সাহেবের কাছাকাছি বয়সের (এক বছরের বড়) আর 
- মৃত্যুতারিখ হিসেবে তার চেয়ে ত্রিশ বছর পরের ৷ সমসাময়িক হওয়া এবং 
একাধিক বিষয়ে উভয়ে পরিস্কার মিল থাকা সত্বেও তাদের কখনও সাক্ষাত 
তো দূরের কথা খোদ একজন সম্পর্কে অন্যজনের জানাশোনারও অদ্যাবধি 
কোনও যৌজ পাওয়া যায়নি। হযরত শাহ সাহেব (র) ১১৪৩ হিজরীতে 
হজ্জের জন্য গমন করেন এবং এক বছরের কিছু অধিক সময় হিজাযে 
অবস্থান করেন। এটা সে সময়ের কথা, যখন শায়খ মুহাম্মদ আবদুল 
ওয়াহহাব (র)-এর দাওয়াত ও সংস্কার আন্দোলন নজদের সীমিত কিছু 
অঞ্চল উইয়াইনা, দুরাইয়াহ প্রভৃতি এলাকায় সীমাবদ্ধ ছিল। আমীর মুহাম্মদ 
ইবনে সাউদ তখন পর্যন্ত শায়খের হাতে বায়'আত হননি। আর না তাদের 
দুজনের মধ্যে (দাওয়াতের প্রচার-প্রসার এবং তার ভিত্তিতে রাষ্ট্র প্রতিষ্ঠা ও 
এর সমর্থন দানের). কোনও চুক্তি ও সমঝোতা হয়েছিল। পরবর্তীতে এই 
সন্ধিচুক্তি হয় ১১৫৮ হিজরীতে । যার ফলে দুরাইয়াহ দাওয়াতের কেন্দ্রস্থল ও 
একটি ধর্মীয় রাজধানী হয়ে যায়। হিজাযে শায়খের দাওয়াতের পরিচিতি, 
প্রভাব ও কার্যকারিতা সৃষ্টি হয় সে সময়, যখন ১২১৮ হিজরীতে (শায়খের 
ইন্তিকালের ১২ বছর আর শাহ সাহেবের ইন্তিকালের বিয়াল্লিশ বছর পরে) 
মক্কা শরীফের উপর সউদ পরিবারের দখল প্রতিষ্ঠা হয়। 

শায়খ মুহাম্মদ বিন আবদুল ওয়াহহাৰ (র)-এর দাওয়াত ও চেষ্টা- 
সংগ্রামের মূল পরিধি ছিল খালেছ তাওহীদের দাওয়াত ও তাবলীগ, শিরক 


Wwww.iscalibrary.com 


প্রতিরোধ, জাহেলিয়াতের রীতিনীতির মূলোৎপাটন (যার কিছু দৃশ্য ও নিদর্শন 
সময়ের দূরত্ব, মূর্খতা ও উলামায়ে কিরামের উদাসীন্তার কারণে আরব 
উপদ্ধীপের পশ্চিমাঞ্চলের কোনও কোনও এলাকা ও গোত্রে ছড়িয়ে পড়েছিল), 
'তাওহীদে উলৃহিয়্যাহ ও তাওহীদের রুবৃবিয়্যাতের (তথা খোদায়িত্রে ও 
প্রভুত্বের একত্ববাদের) পার্থক্য, আল্লাহর পক্ষ থেকে তার বান্দাদের প্রতি যে 
একতৃবাদের দাবী এবং কুরআনে কারীমে যার সুস্পষ্ট আহবান রয়েছে, তার 
বিশ্লেষণ ও অনুসন্ধান। এক্ষেত্রে শায়খ যে সফলতা লাভ করেন, অতীত 
যুগের সংস্কারকদের মধ্যে এর নযীর পাওয়া কঠিন। অবশ্য ড. আহমদ 
আমীনের ভাষ্যমতে এর ভিত্তিতে একটি শাসনব্যবস্থা (সউদিয়াহ শাসন) 
প্রতিষ্ঠিত হওয়া এবং তার উক্ত দাওয়াত গ্রহণ ও পৃষ্ঠপোষকতা দানের 
পেছনে বিরাট দখল রয়েছে।-কিন্ত প্রকৃত প্রস্তাবে শায়খ এক্ষেত্রে একটি 
বৈপ্লবিক সংস্কারের কৃতিত্ব স্থাপন করেছেন। আর যদি তার চিন্তাধারা, 
দাওয়াত প্রদানের অবস্থা-প্রকৃতি ও কর্মপদ্ধতির সঙ্গে কোনও বিজ্ঞনের 
শতভাগ এঁকমত্য না-ও হয়, তথাপি এই দাওয়াতের উপকারিতা, প্রভাব- 
প্রতিক্রিয়া, ফলপ্রসূতা এবং বিশেষ অবস্থা-প্রেক্ষিতে এর প্রয়োজনীয়তা 
অস্বীকার করা যায় না। 

একতৃবাদের আকীদা-বিশ্বাসের সুস্পষ্টতা ও ব্যাখ্যা-বিশ্লেষণ, কুরআনের 
আলোকে এর সত্যতা প্রমাণ এবং তাওহীদে উলৃহিয়্যাত ও ভাওহীদে 
রুবৃবিয়্যাতের মধ্যে পার্থক্যের পরিধি যতদূর, তাতে শাহ্‌ সাহেব (র) এবং 
শায়খ মুহাম্মদ আবদুল ওয়াহহাব (র)-এর চিন্তাধারা ও জ্ঞান-গবেষণায়ন বিরাট 
সাদৃশ্য পরিলক্ষিত হয়, যা কুরআনে কারীমের গভীর ও যথার্থ মুতালা“আ, 
চেষ্টা-সাধনা এবং কুরআন-সুন্নাহ সম্পর্কে অগাধ ব্যুৎপত্তির ফসল, যা 
তত্কালীন সময়ে শায়খুল ইসলাম ইবনে তাইমিয়াহ (র) এবং নিজ নিজ যুগে 
অন্যান্য গবেষক ও সংক্কারকদেরকে তদ্রুপ সাফল্য পৌঁছিয়েছে এবং তাদেরকে 
প্রকাশ্য-ও দু'গণ্ড দাওয়াতে তাওহীদের প্রচার-প্রসারে উদ্ধুদ্ধ করেছে।, 

কিন্তু শাহ সাহেবের কর্মপরিধি এবং তার ইসলাহ ও সংস্কারকর্মের সীমানা 
এর ছেয়ে আরও অনেক বেশি বিস্তৃত। তাতে ইসলামী জ্ঞান-প্রজ্ঞার পুনজীবন 
দান, ইসলামী চিন্তাধারার সংস্কার, শরীয়তের উদ্দেশ্য ও রহস্যভেদের পর্দা 
উন্মোচন, শরীয়ত ও ইসলামী শিক্ষাকে সুবিন্যস্ত ও পূর্ণাঙ্গ উপস্থাপনের 
বৈজ্ঞানিক কর্মকাণ্ড, শিক্ষাগত স্থিরতা ও ফিকহী মাযহাবগুলোর কট্টরতা 
সংশোধন, যৌক্তিক ও নকলী দলীলের মাঝে সামঞ্জস্য বিধান, ফিকহী 
মাযহাবগুলোর মধ্যে আল্লাহর করুণা মুজতাহিদসুলভ কাজ. ভারতবর্ষে 


| Wwww.iscalibrary.com 
স্্গর্টি ১৮ 


ইসলামী শক্তি ও নেতৃত্ব রক্ষার প্রচেষ্টা, হাদীসের সৃষ্র মুতালা'আ ও এর 
হাসিলের দাওয়াত ও এর শিক্ষা দান এবং মহাঁপুরুষদের তরবিয়ত ও 
পৃষ্ঠপোষকতা দানও অন্তর্ভূক্ত রয়েছে। সেই সাথে শাহ সাহেবের ওখানে 
(আল্লামা ইকবালের ভাষা) “হিজাধী রেগযার' তথা খাঁটি তাওহীদের 
পুণ্যভূমিতে যমযমের মধুর প্রপ্রবণও (ইশক-প্রেম ও হদ্যতার মধুর ধারা বা 
পাহাড় খোদাই করে তৈরী এঁতিহাসিক এক নদী) ছিল, যা শাহ সাহেবের খাছ 
পরিবেশ, তরবিয়ত এবং তাসাওউফ ও সুর্গুকের সুফল। যার নমুনা তার 
স্ততিমূলক গজল ও আবেগময় ছন্দ-কবিতায় পরিলক্ষিত হয়। এদিক থেকে 
তার এবং শায়খ মুহাম্মদ ইবনে আবদুল ওয়াহহাৰ (র) (যার সংগ্রাম সর্বাবস্থায় 
গৌরবময়)-এর তুলনামূলক অধ্যয়ন এবং তাদের মধ্যে সাদৃশ্য ও সমন্বয় 
সৃষ্টির তত্বীনুসন্ধান অপেক্ষা শাহ সাহেব এবং শায়খুল ইসলাম হাফেয ইবনে 
তাইমিয়া (র)-এর তুলনামূলক আলোচনা এবং তাদের এঁকমত্য ও 
মতবিরোধের তত্বানুসন্ধান করা অধিক উপযোগী। কারণ, দুজনই জ্ঞানের 
গভীরতা, কুরআন-সুন্নাহর জ্ঞান-গবেষণায় ইমাম ও ইজতিহাদের মর্যাদায় 
পৌঁছে যাওয়া দৃষ্টিভঙ্গির গভীরতা ও প্রশস্ততা, ইসলাম ও সংস্কারকর্মে বৈচিত্র, 
ব্যক্তিত্বের শ্রেষ্ঠত্ব ও বুদ্ধি-মেধায় অধিক সাদৃশ্য পরিলক্ষিত হয়। (আর এ 
কিতাবের স্থানে স্থানে এদিকে ইংগিত করে এসেছি) সেই ভিন্নতা সত্বেও যা 
ভালীম-তরবিয়ত ও শিক্ষা-দীক্ষার পরিবেশ, স্থান ও কালের পার্থক্য এবং 
সুলুক ও বাতেনী তরবিয়ত (আধ্যাত্মিক দীক্ষা) -এর সফল পরিণতি । 


Wwww.iscalibrary.com 


দ্বাদশ অধ্যায় 


শাহ ওয়ালীউল্লাহ (র)-এর রচনাবলী 


গ্রহ ও পুস্তকসমূহ 

এখানে শাহ সাহেবের ছোট-বড়, আরবী-ফার্সী রচনাবলির আরবী 
বর্ণমালা হিসেবে তালিকা দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ কিতাবাদির সংক্ষিপ্ত 
পরিচিতিও পেশ করা হচ্ছে। হস্তলিখিত, মুদ্রিত এবং ভাষাও চিহ্নিতকরণের 
চেষ্টা করা হয়েছে। 

(এ) 

১. ৮031: এটি চল্লিশ হাদীসের আরবী সংকলন এবং সেসব সংক্ষিপ্ত 
ও পূর্ণাঙ্গ হাদীস সম্পর্কিত, যেগুলোকে 4] ৭৯ (বাগীতা) বলা হয়। 
মাত্বায়ে আনোয়ার মুহাম্মদী লাখনৌ থেকে ১৩১৯ হিজরীতে প্রকাশিত 
হয়েছে। ১২৫৪ হিজরীতে এর উর্দু অনুবাদ হযরত সাইয়িদ আহমদ শহীদ 
€র)-এর খলীফা সাইয়িদ আবদুল্লাহ (র) মাতবায়ে আহমদী কলকাতা থেকে 
প্রকীশ করেন। এরপর এর একাধিক অনুবাদ প্রকাশিত হয়েছে। মাওলানা 
আবদুল মাজেদ দরিয়াবাদী ১৩৮৩ হি./১৯৬৭ খৃস্টাব্দে এর অনুবাদ ও 
সংক্ষিপ্ত ব্যাখ্যা করেছেন, যা ভারত ও পাকিস্তানে “চেহেল হাদীস 
ওয়ালীউল্লাহী” ও ‘আরবাইনে ওয়ালীউল্লাহী” নামে প্রকাশিত হয়েছে। 

২. ৬৭ Ae ৩ এ] ১৪০৪ : এটি আরবী এবং মুদ্রিত 
পুস্তিকা। এতে শাহ সাহেব আপন উত্তাদ এবং হিজাযের শায়খগণের বিবরণ 
পেশ করেছেন। 

৩. 5 80৬৬ ০০ এ খা] : এটি ফাসীতে রচিত । বিষয়বস্তু, 
কলেবর, প্রকাশন এবং গুরুত্বপূর্ণ আলোচনাগুলোর, সারসংক্ষেপ ইতোপূর্বে 
কিতাবটির পরিচিতিতে বলে এসেছি। 

৪. ৮২9 ০১০৭] ১ তি ওই ৯ ৪৯৪ হ এটি আরবী কিতাব। 
শাহ সাহেবের ভ্ততিমূলক কাব্যসমগ্র । যার দ্বারা শাহ সাহেবের বাকুপটুতা ও 
ইশকে নববী (স)-এর ধারণা পাওয়া যায়। মাতবায়ে মুজতবাঈ দিল্লী থেকে 
১৩০৮ হিজরীতে প্রকাশিত হয়েছে। 


Wwww.iscalibrary.com 


শান পা শালী 


৫. ১২৯১ সি ও ২২০। : এটি সংক্ষিপ্ত একটি ফার্সী পুস্তিকা । এতে 
শাহ সাহেব (র) তার এতে নিজের বংশ তালিকাও লিখেছেন। “আনফাসুল 
আরেফীন’ এর সাথে এটিও সংযুক্ত। তাছাড়া মাতবায়ে আহমদী দিল্লী কর্তৃক 
প্রকাশিত ‘শাহ ওয়ালীউল্লাহ দেহলভী (র) পাঁচটি পুস্তিকা সমগ্র“ এর মধ্যেও 
সন্নিবেশিত আছে। 

৬. ০০৭৪] ৪০ : এটি ফাসীতে রচিত লাতায়েফে বাতেনীর ব্যাখ্যা 
এবং তাসাওউফের মৌলিক মাসায়েলের বিশ্লেষণ: সম্পর্কে রচিত। সাইয়িদ 
যহীরুদ্দীন সাহেবের তত্ত্বাবধানে মাতবায়ে আহমদী থেকে প্রকাশিত । 

৭. এ ০91 ০১১১৬ এ& শএ৫। : এটি ফাসীতে রচিত তাসাওউফের 
বিভিন্ন সিলসিলার ইতিহাস ও তাদের শিক্ষা-দীক্ষার সংক্ষিপ্ত বিবরণ । ১৩১১ 
হিজরীতে সাইয়িদ যহীরুদ্দীন সাহেবের তত্ত্বাবধানে উর্দু তরজমাসহ মাতবায়ে 
আহমদী থেকে প্রকাশিত হয়েছে। 

৮. ০৪০১৯ Ella এ৪ ০8৯) : এটি একটি ফার্সী পুস্তিকা শাহ 
সাহেবের জীবনালেখ্যের বর্ণনায় এর পরিচিতি উল্লেখ করা হয়েছে। 
'আনফাসুল আরেফীন'-এর একটি অংশ এটি ৷ মাতবায়ে. আহমদী থেকে 
প্রকাশিত “মাজমৃআায়ে খামসাহ রাসায়েলে শাহ ওয়ালীউল্লাহ (র)'-এর সাথে 
সন্নিবেশিত ৷ 

৯. DY! ০৬ 0১8 5 ০৪০৪১ : এটি একটি আরবী পুস্তিকা । 
এর পরিচিতি সম্পর্কিত বিবরণে বইটির গুরুত্ব, প্রকাশন ও বিভিন্ন সংস্করণের 
বিস্তারিত বর্ণনা পূর্বে দেওয়া হয়েছে। 

১০. ০৯5,৮4 5444 : এটি ফারসীতে রচিত। এর পরিচিতি পিছনে শাহ 
সাহেবের জীবনালেখ্যে বর্ণিত হয়েছে। ১৩৩৫ হি. ১৯১৭ খৃষ্টাব্দে মাতবায়ে 
মুজতবাঈ দিল্লী থেকে প্রকাশিত । এ গ্রন্থখানা মূলতঃ নিম্নোক্ত সাতটি পুস্তি 
কার যৌথ নাম। যথা- 

JS Fa ক এ () 2৬ 30১৪0) BDH 3980) 
044 এ৪ 28০] খা (0) ২8১৭ hl তে ২8) ৪৬ (2) 
of BED ৪১৮ (V) ৮৮০৯০ Ella ০৪ ০ ০৭ 09 ৯১৯ 
এর মধ্যে প্রায় পুস্তিকাই পৃথকভাবে প্রকাশিত হয়েছে। 
(=) 

১১. 25330 ১5২১: এটি ধর্মীয় দৰ্শন সম্পর্কিত আরবী কিতাব । কিন্তু 

এতে দর্শনের স্বভাবগত পরিভাষাসমূহ, মানবিক গঠনপ্রণালী, শ্রেণী-গোষ্ঠী 


Wwww.iscalibrary.com 


হযরত শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্দিসে দেহলভী (র)-এর জীবন ও কর্ম ২৭৭ 


এবং ব্যক্তির স্বভাব-চরিত্রের দার্শনিক ও প্রাচ্যবিদের রঙে বিবরণ দেওয়া 
হয়েছে। প্রাকৃতিক বিদ্যা ও চারিত্রিক জ্ঞানের আলোচনাও সংমিশ্রিত আছে। 
ইরতিফাকাতের (আশ্রয় অবলম্বনের) আলোর্চনা বিস্তারিতভাবে করা হয়েছে। 
মানব গোষ্ঠীর সঠিক শৃঙ্খলা, খেলাফত ও নেতৃত্বের আহকাম, শিষ্টাচারও 
বর্ণনা করা হয়েছে। এরপর আল্লাহর মারেফাত, নামসমূহ ও. গুণাবলির পর্দা 
উন্মোচন করা হয়েছে। ইহসানের স্তরসমূহ ও এর পর্দা আচ্ছাদনগুলোও 
- উল্লেখ করা হয়েছে। শিরকের ব্যাধি, তার প্রকার ও শ্রেণীগতলোরও উল্লেখ 
আছে। ফিতান (িপর্যয়-বিপদ) ও কিয়ামতের প্রমাণও রয়েছে। আলমে 
বরযখ (কবর জগৎ) ও হাশর (পুনরুথান) এর ঘাটিসমূহ, ফাযায়েলে 
আ'মাল (বা বিভিন্ন আমলের উপকারিতা, মর্যাদা) ও শ্রেষ্ঠত্বের বর্ণনা, 
নবুওয়াতের প্রমাণ, নবী-রাসূলগণের প্রকার এবং অহীর ধরন-প্রকৃতির বিশদ 
বিবরণ রয়েছে। জাতির  মূলতত্্, তার আত্মপ্রকাশের শ্র্ণীভাগ, প্রথম 
জাহেলিয়াতের আলোচনা এবং পূর্বেকার উন্মত ও জাতিসমূহের পরিচিতিও 
দেওয়া হয়েছে। :এরপর এই উম্মতের শরীয়ত, তার দীনের মৌলিক 
বিষয়সমূহ, শরীয়তের জ্ঞান ও শরীয়তের লক্ষ্য-উদ্দেশ্যসমূহের বর্ণনা 
বিস্তারিতভাবে রয়েছে। আরকানে আরবাআ বা রুকন চতুষ্টয়ের রহস্য ও 
হুকুম সম্পর্কে বিশেষভাবে আলোচনা করা হয়েছে। 

এ গ্রন্থে “হুজ্জাতুল্লাহিল বালিগা এর. তুলনায় বিষয়বস্তুর আধিক্য ও এর 
শ্রেণীভাগ বেশি রয়েছে। এতে এমন কিছু ‘খোদায়িত্বের বিতর্ক’ ও দার্শনিক 
বিষয়ও এসে গেছে, যেগুলো সংখ্যাগরিষ্ঠ মুতাকাল্লিমীন ও উম্মতের 
দার্শনিকগণ বর্ণনা করেননি। কিন্ত. “ছজ্জাতুল্লাহিল বালিগা' বিষয়বস্তুর 
অতলতা, জ্ঞান ও দৃষ্টির পরিপক্কতা, চিন্তাধারা ও দার্শনিক উচ্চতা, বিজ্ঞান ও 
মূলতত্বদমৃহকে শরীয়ত ও সুন্নাহর ভাষায় এবং আরও বেশি শক্তিশালী 
আরবী বাগধারায় বর্ণনা করার ক্ষেত্রে অগ্রগণ্য । সাহিত্য পরিষদ ডাভীল 
(মজলিসে ইলমী, ডাভীল) ১৩৫৪ হিজরীতে মদীনা প্রেস বাজনূর থেকে এটি 
প্রকাশ করেছে। 

১২. 43390 5০7: এ পুস্তিকাটি ফার্সী এবং 'আনফাসুল আরেফীন" 
এর অংশবিশেষ। এতে আপন পিতা শাহ আবদুর রহীম (র)-এর অভিমত, 
অবস্থা ও ঘটনাবলি, কার্যক্রম ও জীবনকর্ম আলোচনা করেছেন। 

| (=) 

১৩: ৪১৯৭ 0395: এটি আরবী রচনা । এতে কুরআনে ক্রারীমে 

বর্ণিত আমিয়ায়ে কিরাম (আ)-এর সেসব ঘটনাবলি, সৃক্ষ্মতা ও তত্ত্বাবলি এবং 


Wwww.iscalibrary.com 


সেসব থেকে উৎসারিত অনেক শরয়ী মূলনীতির বর্ণনা রয়েছে। সংক্ষিপ্ততা 
সত্ত্বেও কিতাবটিতে বেশি কিছু মূল্যবান ইংগিত এবং কুরআনে কারীমের 
অতল জ্ঞানের নমুনাও রয়েছে। শাহ ওয়ালীউল্লাহ একাডেমী হায়দারাবাদ 
€পাকিস্তান)-এর পক্ষ থেকে কিতাঘ্কটি প্রকাশিত হয়েছে। 

১৪. ৪১৯৭৪ 4555: এটি তাওহীদের আকীদা-বিশ্বাসের ব্যাখ্যা প্রসঙ্গে 
শাহ সাহেবের ফার্সী ভাষায় সংক্ষিপ্ত একটি পুস্তিকা । যার মূলপাঠ ‘আফযালুল 
মাতাবে', দিল্লী থেকে প্রকাশিত হয়েছিল। মাওলানা হাফেয মুহাম্মদ 
রহীমবখশ দেহলভী 'হায়াতে ওয়ালী’ রচয়িতা এর উর্দু তরজমা করেছেন। 
১৩৮১ হিজরী/১৯৬২ খৃস্টাব্দে এই উর্দু তরজমা. প্রকাশিত হয়েছে 
মাকতাবায়ে সালফিয়া শীশমহল রোড, লাহোর -এর পক্ষ থেকে। শাহ 
সাহেবের রচনাবলির মধ্যে সাধারণতঃ এই পুস্তিকার আলোচনা হয় না। 
পুস্তিকাটির মৌলিক বিষয়বস্তু যদিও শাহ সাহেবের অন্যান্য রচনাবলির মতই, 
কিন্তু কোনও কোনও বিষয়বস্তুর কারণে এটিকে শাহ সাহেবের প্রতি সম্পৃক্ত 
করার ব্যাপারে কোনও কোনও জ্ঞানীজনের সংশয় রয়েছে। আল্লাহ সর্বজ্ঞ। 

১৫. | 952 ==: এটি আরবী । এতে মৌলিক এমন 
কতিপয় নিয়মনীতি বর্ণনা করা হয়েছে, যার মাধ্যমে তারজিমে বুখারী তথা 
বুখারী শরীফের অধ্যায়-অনুচ্ছেদগ্ুলোর শিরোনামের মর্মোদ্ধারে সাহায্য 
পাওয়া যায় ৷ “মাজমূ'আয়ে রাসায়েলে আরবা 'আসহ মুসালসালাতে মাতবৃআহ 
মাতবায়ে নূরুল আনওয়ার আরাহ -এর শেষে ছাপা হয়েছে। 

১৬. 4361) 444 : এটি আরবী ও ফার্সী। এতে রয়েছে শাহ 
সাহেবের কলবী বা আত্মিক বিপত্তি ও জ্ঞানলন্ধ' ব্ষিয়বন্তসমূহ। যার 
বেশিরভাগ আরবী আর কিছু অংশ ফারসী। এর মর্যাদা এমন একটি 
কাব্যগ্রন্থের মত, যাতে মানুষ তার অভিব্যক্তি ও প্রত্যক্ষ বিষয়গুলো লিপিবদ্ধ 
করে থাকে । আর তা সুবিন্যস্ত করা হয় একান্ত বন্ধুমহল ও ছাত্রদের পাঠের 
জন্য। অনেক কাব্যকার তার উনুক্ত প্রকাশকে পছন্দ করেন না। একে 
সাহিত্য পরিষদ ডাভীল ১৩৫৫ হি./১৯৩৬ খৃস্টাব্দে মদীনা প্রেস বাজনূর 
থেকে ছাপিয়েছে। এ কিতাবে শাহ সাহেব মুসলমানদের বিভিন্ন শ্রেণী-পেশার 
লোকজনের প্রতি বিশেষভাবে সম্বোধন করে উপদেশ দিয়েছেন। যা 
কিতাবটির সর্বাধিক প্রভাবময় ও ফলপ্রসূ অংশ । কিতাবটি দু'খণ্ডে রচিত। 


(৫) 
১৭. ০৪৯০] থা ৯৯০৪ ও ০৪ ৪১৯ : এটি তার ফার্সী 
একটি পুস্তিকা। তীর ব্যক্তিগত অবস্থার সংক্ষিপ্ত বিবরণ, স্মৃতিচারণ ও 


Wwww.iscalibrary.com 


হযরত শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্দিসে দেহলভী রে)-এর জীবন ও কর্ম ২৭৯ 


জীবনালেখ্যের বর্ণনায় এর পরিচিতি পেশ করে এসেছি। “আনফাসুল 
আরেফীন'-এর একটি অংশ এটি । আবার পৃথকভাবেও তা প্রকাশিত হয়েছে। 


(0 

১৮. এয এ। ৭৯৯: এটি আরবী । কিতাবের পরিচিতি, এর গুরুত্বপূর্ণ 
বিষয়বস্তু ও এর প্রকাশনের বর্ণনা সপ্তম অধ্যায়ে করে এসেছি। 

১৯. 5২% ০০৯০৯ £ এটি আরবী কিতাব। এতে ইসলামের মৌলিক 
আকীদা-বিশ্বাসগুলো আহলে সুন্নাতের মতাদর্শ ও কুরআন-হাদীসের 
আলোকে পূর্ণঙ্গিরূপে বর্ণনা করা হয়েছে। পুস্তিকার পরিচিতি, প্রকাশন ও 
মুদ্রণের বিবরণ পঞ্চম অধ্যায়ে উল্লেখ হয়েছে। পুস্তিকাটি 2৯৯] 5১% 
নামেও প্রসিদ্ধ। মরহুম মাওলানা মুহাম্মদ আবীস সাহেব নেগরানী নদভী 
2১০০] 5২55 নামে এর ব্যাখ্যা লিখেছেন, যা মাকতাবায়ে নদওয়াতুল 
উলামা থেকে প্রকাশিত এবং দারুল উলুম নদওয়াতুল উলামার পাঠভূক্ত। 

(0 

২০. 550 ০8৯ : এটি আরবীতে রচিত একটি ধর্মীয় দর্শনের কিতাব! 
এতে সত্তার পরিচয়, খোদায়ী নামসমূহের মুলতত্, অহীর বাস্তবতা, কালামে 
এলাহী ইত্যাদির ব্যাখ্যা করা হয়েছে। ওয়াহদাতুল উজুদ (খোদায়িত্বের 
একত্ব) সম্পর্কেও দার্শনিক ভঙ্গিতে আলোচনা করা হয়েছে। আরশ, মাটি, 
স্থান-কাল, নভোমণ্ডল ও পরমাণু, খণিজ, উদ্ভিদ ও প্রাণী, প্রমাণিত স্বাধিষ্টবস্ত, 
সাদৃশ্য জগৎ ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয়েছে। কিতাবটির ১ 
4২ অধ্যায়টি অতি গুরুত্বপূর্ণ । যাতে নবী প্রেরণ, নবুওয়াতের পীচটি 
বৈশিষ্ট্য ও আমিয়াগণের রে) শ্রেণী ইত্যাদির বর্ণনা আছে। কিতাবটি দর্শন, 
প্রাকৃতিক তত্ত্ব, তাসাওউফ, সূর্যোদয়ের রহস্য সবক'টির সমষ্টি। খাযানায়ে 
ছালেছাতে দূত প্রেরণ বলে প্রথমে রাসূলে কারীম (স)-এর গুণাবলি সম্পর্কে 
আলোচনা করা হয়েছে। খাযানায়ে ছামিনাতে (অষ্টম ভাণ্ডারে) শরীয়তের 
ক্রমবিকাশ ও এর উন্নতি সম্পর্কে, খাযানায়ে তাসিয়াতে পরকালের 
অবস্থাসমূহ ও স্তর সম্পর্কে আর খাযানাতে আশেরাতে বিভিন্ন উপকারিতা 
সম্পর্কে আলোচনা রয়েছে। কিতাবটি প্রকাশিত হয়েছে ১৩৫২ হিজরীতে 
সাহিত্য পরিষদ ডাভীল থেকে। 

€-) 

২১. Ol এ 3৪০ sf UZ D4: এটি আরবী পুস্তিকা ৷ 

রাসূলে কারীম (স)-এর প্রদত্ত ‘সুসংবাদ সমগ্র’ একটি সংকলন, যা স্বয়ং শাহ 
Wwww.iscalibrary.com 


পপ ৯৮৭৯০ 


সাহেব র. কিংবা বুষুর্গদের সাথে সম্পৃক্ত। পুস্তিকা 'মুসালসালাত' ও ‘আন 
নাওয়াদির' -এর সাথে ১৩৯১ হি/১৯৭০ খৃস্টাব্দে প্রকাশিত হয়েছে। আবার 
ইয়াহইয়া প্রকাশনী সাহারানপুর থেকেও প্রকাশিত হয়েছে। 

২২. ১৬ 93১১: একটি আরবী সংকলন, যা শাহ আবদুল আযীয 
€র) একত্রিত করেছেন আর বিন্যাস করেছেন শাহ রফীউদ্দীন (র)। এতে 
শাহ সাহেবের বিভিন্ন কবিতা সংকলিত হয়েছে। এটা কুতুবখানায়ে 
ন্দওয়াতুল উলামা লাখনৌ-এর হস্তলিখিত একটি কিতাব । 


€-) 

২৩. “রিসালাহ' : এটি হযরত খাজা খুর্দ শায়খ আবদুল্লাহ বিন আবদুল 
বাকীর জবাবে নিজের কাশফ অনুযায়ী লিখিত একটি পুস্তিকা । 

২৪. রিসালায়ে দানেশমন্দী : এটি ফামীতে রচিত অধ্যাপনার মূলনীতি 
ও শিক্ষকদের জন্য অমূল্য দিকনির্দেশনা সম্বলিত একটি বুদ্ধিদীপ্ত, তাত্বিক ও 
কার্যকরী পুস্তিকা । এর উর্দু অনুবাদ 'আর-রহীম' সেপ্টেম্বর ১৯৬৪ খৃষ্টাব্দে 
হায়দারাবাদ সিন্ধু থেকে প্রফেসর মুহাম্মদ সুরূর প্রকাশ করেছেন। আর এর 
আরবী অনুবাদ “১০১1 এ” চতুর্থ বর্ষ ২৭ সংখ্যা মহররম ১৪০৩ 
হিজরীতে মুহাম্মদ আকরাম নদভী -এর কলম থেকে * 43) | 
(85 শিরোনামে প্রকাশিত হয়েছে। 


(০) 
২৫. ০8১১০ ১ এটি সূরা বাকারাহ ও সূরা আলে ইমরানের তাফসীর । 


(০9 

২৬. ১০০ : এটি ফার্সী কিতাব। খোদায়ী কুদরতের যাদু প্রসঙ্গে 
অর্থাৎ নিছক একত্ব, প্রত্যক্ষ জগত, ইন্দ্রিয় ও এর প্রভাবসমূহের বর্ণনা 
সম্পর্কে । 

কিতাবটিকে বুঝতে হবে খোদায়ী দর্শনে ৷ যাতে দার্শকি ও সৃফীসুলভ 
পরিভাষা এবং ওয়াহদাতুল উজুদের বাচনভঙ্গি ব্যবহার করা হয়েছে। বস্তুতঃ 
এতে “প্রাটীনের সঙ্গে নশ্বরের সর্ম্পক’ (24 4১১২ ১: _)-এর জটিলতা 
সমাধানের চেষ্টা করা হয়েছে। কিতাবখানা কেবল একান্ত বিশেষ মহলের 
পাঠ উপযোগী, যারা প্রাচীন দর্শনের তত্ত্ব পুরোপুরি জ্ঞাত এবং ওয়াহদাতুল 
উজুদের সমর্থন ও প্রত্যাখ্যানমূলক আলোচনার সরুপথ সম্পর্কে সম্যক 
অবগত; ব্যাপক প্রসার ও দাওয়াতের বিষয় নয়। দর্শন ও প্রাকৃতিক তত্ত্বের 


Wwww.iscalibrary.com 


হযরত শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্দিসে দেহলভী (র)-এর জীবন ও কর্ম ২৮১ 


বিষয়বস্তও আলোচনাভুক্ত রয়েছে! সেসব মূলনীতির আওতায় কতিপয় 
আয়াতের সূক্ম তাফসীরও আছে! কোথাও কোথাও নিজ গবেষণায় দার্শনিক 
এবং মুতাকান্ত্িমীন উভয়ের সাথে মতানৈক্য প্রকাশ করেছেন। খোদায়ী 
শিক্ষার ধরন সবিস্তর বর্ণনা করেছেন এবং তার চিত্র ও রূপরেখা তুলে 
ধরেছেন। স্থানে স্থানে ব্যবহার করেছেন 'শখছে আকবর’ (প্রধান ব্যক্তিত্ব) 
পরিভাষাটি। বর্ণনা দিয়েছেন আল্লাহর হেদায়াত ও নবী-রাসূল প্রেরণ 
সম্পর্কে। তাছাড়া তারা কোন কোন পরিবেশে আবির্ভূত হন, খোদায়ী নূরের 
ঝলক, তার শ্রেণী ও বহিঃপ্রকাশ সম্পর্কেও আলোকপাত করেছেন। পূর্ণ 
পুস্তিকাটি ২৪ পৃষ্ঠায় রচিত। পুস্তিকাটি মাতবায়ে আহমদী বো আহমদিয়াহ 
লাইব্রেরী) থেকে সাইয়িদ যহীরুদ্দীন সাহেবের তত্ত্বাবধানে প্রকাশিত হয়েছে। 
১৯৩৯ খৃষ্টাব্দে মৌলভী ফযলে আহমদ “বাইতুল হিকমাত করাচী” থেকে 
এবং ১৯৬২ খৃষ্টাব্দে মাওলানা গোলাম মুস্তফা কাসেমী ‘শাহ ওয়ালীউল্লাহ 
একাডেমী’ থেকেও প্রকাশ করেছেন । 

২৭. ০53৯4} ১৪১: এটি ফার্সী ভাষায় রচিত ইবনে সাইয়িদুন নাস- 
এর জীবনকর্মের উপর প্রসিদ্ধ কিতাব! ০১৭] ০৪৭১ ০১০০ 5৪ ০৯ 93৮ 
এর সারসংক্ষেপ । তার বিখ্যাত সমসাময়িক এবং মুজাদ্দেদিয়াহ সিলসিলার 
প্রবীণ শায়খ হযরত মির্যা মাযহার জানে জানা (র)-এর নির্দেশে রচনা 
করেন। উর্দূতে এর একাধিক অনুবাদ প্রকাশিত হয়েছে। 

(০ 

২৮. 5/53 ৯০০ লা ০21 3 0১৯ 2 এটি সহীহ বুখারীর তারাজিম, 
শিরোনাম এবং হাদীস অনুযায়ী বিভিন্ন সৃক্-তত্ব, রহস্য সম্বলিত একটি আরবী 
গ্রন্থ। ১৩২৩ হিজরীতে দাকায়েকুল মাআরিফ হায়দারাবাদ থেকে প্রকাশিত। 
এর শুরুতে বুখারী শরীফের শিরোনামগুলোও উল্লেখ আছে। 

২৯. ০5581 ০৬১: এটি হাকায়েক ও মাআরেফ সম্পর্কিত একটি ফার্সী 
পুস্তিকা । 

৩০. ৭&৯ 3১1: এটি শাহ সাহেবের চাচা শায়খ আবুর রযা রে)- 
এর জীবনকর্মের উপর একটি ফার্সী রচনা । আনফানুল আরেফীনের একটি 
অংশ। 

€) 

৩১. Lal ll 5৪ 2৯১০০ 23০ : এটি শায়খ মুহাম্মদ ফুলতী 

(র) জীবনকর্মের উপর সংক্ষিপ্ত একটি ফার্সী পুস্তিকা । যিনি ছিলেন শাহ 


Wwww.iscalibrary.com 


সাহেবের মামা । এটি আনফাসুল আরেফীন -এর একটি অংশ । পাঁচ পুস্তিকা 
সমগ্র -এর সাথেও সন্নিবেশিত আছে। 

৩২. উমা) 45৯31 ৭৯ ওই ১১৯] ৪৪০ : এটি আরবী পৃস্তিকা। ষষ্ঠ 
অধ্যায়ে এর পরিচিতি বর্ণিত হয়েছে। আরেকটি পুস্তিকা 4.০ ৪১৪] যার 
অপর নাম ৪১৪২॥ = - সেখানে দ্রষ্টব্য । 

(4) 

৩৩. ০৯৩ £5: কুরআনে কারীমের ফাসী অনুবাদ। পঞ্চম অধ্যায়ে 
এর পরিচিতি ও বিবরণ উদ্ধৃত হয়েছে। মাতবায়ে ফারুকী দিল্লী. থেকে ১২৯৪ 
হিজরীতে শাহ সাহেবের ফার্সী জ্ঞাতব্য টীকাসমূহ এবং শাহ আবদুল কাদির 
(র)-এর উর্দু অনুবাদ ও মুযিহুল কুরআনের ফাওয়ায়িদসহ সঙ্গে প্রকাশিত 
হয়, যা কলকাতার প্রকাশিত সংস্করণের অনুলিখন। 

৩৪. ১৯২ 098 : এটি কুরআনে কারীমের জটিল শব্দাবলির আরবী 
ব্যাখ্যা । এ পুস্তিকাটি “১১৫ 5" এর পরিশিষ্টরূপে সন্নিবেশিত আছে। 

৩৫. ১৬৯] 2১০৭ 33৩ গ্রে £ এর প্রকাশনা লেখকের দৃষ্টিগোচর 
হয়নি। মাওলানা আবদুর রহীমবখশ “হায়াতে ওয়ালী”-এর মধ্যে এটিকে 
চরিত্র ও তাসাওউফ সম্পর্কিত কিতাব বলে লিখেছেন। কিন্তু নামের দ্বারা 
সেকথা সুস্পষ্ট হয় না। 

৩৬. Cl ১৯৯ ০০ এআ তে ০৯ ০ £ এটি আরবী 
প্রকাশনা । মুসালসালাত নামে পরিচিত ও হাদীস শাস্ত্রের সাথে সংশ্লিষ্ট একটি 
পুস্তিকা । 

৩৭. 83 54 : এটি ফার্সী পুস্তিকা । আলোচনা পরিচিতি পঞ্চম 
অধ্যায়ে বর্ণিত হয়েছে। 

৩৮. ০৯০৯] ০০98 : এ কিতাবখানা আরবী । এর বেশিরভাগ অংশ 
হিজায অবস্থানকালে প্রত্যক্ষ অভিজ্ঞতা, পর্যবেক্ষণ, বাতেনী মূলত, দার্শনিক 
বিষয়াবলি এবং তাসাওউফ সংক্রান্ত । এটিও বিশেষ মহলের পাঠ্য আর যারা 
দর্শন ও তাসাওউফের ব্যাপারে সম্যক জ্ঞান রাখে না, তাদের ক্ষমতার অনেক 
উর্ধ্বে । 

৩৯. Al ০9454 i (=| 5 5: এটি হযরত শায়খাইন (র)-এর 
শ্রেষ্ঠত্রে প্রমাণ সম্পর্কে একটি ফাসী কিতাব। এর একাধিক সংস্করণ ছাপা 
হয়েছে। 

৪০. ০১১০ ely ly ওই hal 058]: এটি আরবী পুস্তিকা । এতে 
বাই‘আতের প্রমাণ, বাই‘আতের সুন্নত হওয়া, কোনও কোনও যুগের শুরুতে 

Wwww.iscalibrary.com 


হযরত শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্দিসে দেহলভী রে)-এর জীবন ও কর্ম ২৮৩ 


এর প্রচলন ও আনুগত্য না হওয়ার কারণ, বাই“আতের হেকমত, মুর্শিদ ও 
সুরীদের শর্তাবলী, সৃফীগণের বাই“আতের প্রকার, বাই“আতের পুনরাবৃত্তির 
হুকুম সম্পর্কে আলোচনা করা হয়েছে। এছাড়া আরও বর্ণনা করা হয়েছে 
তরবিয়াতের (প্রশিক্ষণ দানের) পদ্ধতি, মুরীদের শিক্ষাদান, আল্লাহওয়ালা 
আলেমের গুণাবলি এবং 'ওয়ায-নসীহতের শিষ্টাচার । এরপর লিখেছেন 
পরিভাষাসমূহের ব্যাখ্যা । শাহ সাহেব এতে তার বংশগত কার্যক্রম, পরীক্ষা- 
নিরীক্ষা, পর্যবেক্ষণ-অভিজ্ঞতাও লিখে দিয়েছেন। যেগুলো বিভিন্ন অবস্থা- 
প্রেক্ষিত ও প্রয়োজনাদিতে পরীক্ষিত। মোটকথা, কিতাবখানা সেসব 
জ্ঞানপিপাসু শিক্ষার্থীর কর্মপদ্ধতি, দিকনির্দেশনা ও হেদায়াতনামার 
পর্যায়ভুক্ত, যারা উক্ত তিন সিলসিলায় কারও সঙ্গে সম্পৃক্ত । আর তাদের 
বিশুদ্ধ সুন্নতের গুরুত্ব, দাওয়াত ও ইছলাহেরও আহ রয়েছে। 

এ কিতাবের কোথাও কোথাও শাহ সাহেবের সেই মুহাদ্দিস ও 
মুজতাহিদসুলভ রঙ পাঠকবর্গের দৃষ্টিগোচর হবে না, যা তার গুরুত্বপূর্ণ ও 
প্রসিদ্ধ কিতাবাদির বৈশিষ্ট্য । এমনকি এ কিতাবের কোনও কোনও প্রতিপাদ্য 
তাওহীদের ব্যাপারে শাহ সাহেবের প্রসিদ্ধ বিজ্ঞচিত ও সংস্কারমূলক 
মতাদর্শের সঙ্গে খাঁপ খায় না। যেমন, আসহাবে কাহফের নামের ব্যাপারে 
তিনি লিখেছেন, 2১১ 3১৯] $2 ০৭ ০৭ এ] ০৭৯৭ sled 
০ এরপর তাদের নাম লিখেছেন। অথচ এসব নামও কোনও বিশুদ্ধ 
হাদীস কিংবা অকাট্য প্রমাণ দ্বারা সাব্যস্ত নয়। - 

এর কারণ সম্ভবতঃ এ কিতাবখানা হারামাইন সফরের (১১৪৩-১১৪৫ 
হি.) অনেক পূর্বের লেখা । এর একটি বড় প্রমাণ হচ্ছে, কিতাবখানার যে 
অংশে আপন মাশায়িখে তাসাওউফ, তাদের এযাযত ও বিশেষ পোশাকের 
আলোচনা করেছেন, সেখানে তার মাহবুব ও মুরব্বী উস্তাদ শায়খ আবু 
তাহের মাদানী (র)-এর কথা উল্লেখ নেই। অথচ ৬৪১ ৮৯ এর মধ্যে 
তার সুস্পষ্ট আলোচনা বিদ্যমান। শাহ সাহেব লিখেন- 
ls dl 2৯১ এসএ 9১৮ ৪ এ ০০ সই] HO এও 

১05 289৮০ 3594 430 

হাদীসের সনদসমূহ এবং শায়খগণের মধ্যেও সম্মানিত পিতা (শাহ 
আবদুর রহীম) ও হাজী মুহাম্মদ আফযাল (র)-এর কথা উল্লেখ করেছেন। 
শায়খ আবু তাহের (র) এবং হিজাযী শায়খগণের কারও কথা উল্লেখ নেই। 
অথচ এক্ষেত্রে এটা জরুরী ও যৌক্তিক ছিল। তদুপরি এ কিতাবে শাহ 


Wwww.iscalibrary.com 


পনি উল উপ ক পক ০ সা পলি 


সাহেবের ইছলাহী ও সংস্কারমূলক রঙ প্রকাশ পেয়েছে। সৃফীগণের ইবাদত- 
বন্দেশীর কোনও কোনও পদ্ধতি যেমন, সালাতে মা‘কুস (বিপরীত নামায) 
এর বর্ণনা দেননি। কেননা হাদীস ও ফকীহগণের উক্তি দ্বারা এর প্রমাণ 
নেই। তদ্রুপ কুরআনে কারীমকে সামনে-পিছনে, ডানে-বামে রেখে যরব 
(বিশেষ আঘাত) লাগানো সম্পর্কে মতানৈক্য করেছেন এবং বেয়াদবী 
(শিষ্টাচার পরিপন্থী) সাব্যস্ত করেছেন। কোনও কোনও হাদীস যেগুলো সেসব 
সিলসিলায় রাসূলে কারীম (র) থেকে সুলুকের (বিশেষ চাল-চলন ও বিশেষ 
রীতিনীতির) উৎসাহ দান প্রসঙ্গে বর্ণিত হয়েছে, তার উপর মুহাদ্দিসসুলভ 
আলোচনা করেছেন। শাহ সাহেবের মতাদর্শ ও প্রকৃত রুচি নিম্নোক্ত উদ্ধৃতি 
থেকে প্রতিভাত হয়ে যায়। 

‘এটি আমার অসীয়ত যে, সং্রব-সাহচর্য গ্রহণ করবে না মূর্খ সৃফীদের 
আর না সুন্নাত ইবাদত অজ্ঞাত বেয়াদবদের, না এমন ফকীহদের যারা ভণ্ড- 
প্রতারক, না বাহ্যিক মুহাদ্দিসদের যারা ফিকহের প্রতি বিদ্বেষ রাখে আর না 
যুক্তিবিদ ও দার্শনিকদের, যারা নকলী দলীলগুলোকে নিকৃষ্ট মনে করে 
যৌক্তিক প্রমাণ দানে বাড়াবাড়ি করে বরং খাঁটি তালেব (অনুসন্ধিৎসু) এর 
উচিৎ যেন সে আলেম সূফী সাধক হয় দুনিয়াবিমুখ, প্রতিনিয়ত আল্লাহর 
ধ্যানে উচ্চাবস্থায় নিমজ্জিত, নববী আদর্শ ও সুন্নতে আসক্ত, হাদীস ও 
সাহাবায়ে কিরামের আমলগুলোর অনুসন্বিৎসু-অনুরাগী, হাদীস ও 
আছারসমূহের ব্যাখ্যা-বিশ্রেষণ সন্ধান করে সেসব গবেষক পণ্ডিত 
ফকীহগণের ভাষ্য থেকে, যারা যুক্তি অপেক্ষা হাদীসের প্রতি অধিক অনুরাগী 
এবং সেসব আকাইদ শান্ত্রবিদগণের উক্তি থেকে, যাদের আকীদা-বিশ্বাস 
সংগৃহীত হয়েছে সুন্নত থেকে- যারা যৌক্তিক প্রমাণাদিতে চিন্তা করেন 
নিঃস্বার্থ ও অনাবশ্যকীয় পন্থায়। আর সেসব আহলে সুলুক (আধ্যাত্মিকতার 
পথিক) এর দর্শন থেকে, যারা ইলম ও তাসাওউফের সমন্বয়কারী; কঠোরতা 
আরোপকারী নয় নিজের আত্মার ওপর আর না সুন্নতে নববী (স)-এর উপর 
বাড়িয়ে সূক্ষ্ম চিন্তায় কাজ হাসিলকারী ৷” 

এ কিতাবে শাহ সাহেবের সামঞ্জস্য বিধানের (উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত 
এবং তার স্বভাবগত আকর্ষণের) মানসিকতা ফুটে উঠেছে। তিনি ফিকহী 
মাযহাবগ্তলোর মধ্যে একটিকে অপরটিকে উপর প্রাধান্য দানকে অপছন্দ 
করেছেন। তার মতে যথোচিত হচ্ছে, সেগুলোকে মৌলিকভাবে 
গ্রহণযোগ্যতার দৃষ্টিতে দেখবে আর যেটি সুস্পষ্ট এবং মশহুর সুন্নাতের 
অনুকূলে তা মনেপ্রাণে মেনে চলবে। 


Wwww.iscalibrary.com 


হযরত শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্দিসে দেহলভী (র)-এর জীবন ও কর্ম ২৮৫ 


ভারতের হস্তলিখিত সংস্করণ ছাড়াও. এ পুস্তিকাটি মাওলানা মুহাম্মদ 
সাদেক মাদ্রাজীর সংক্ষিপ্ত ভূমিকা ও ব্যাখ্যাসহ ১২৯০ হিজরীতে আলহাজ্ব 
মনসুর মুহাম্মদের প্রকাশনায় আল-জামালিয়া মিসর-এ) আবদুল আল 
আহমদের হস্তলিখিত বর্ণাক্ষরে ছাপা হয়েছে। সংস্করণটি নদওয়াতুল উলামার 
কুতুবখানায়ও বিদ্যমান.আছে। কিতাবটির অনুবাদ মাওলানা খুররাম আলী 
বলহাওরী (মৃত্যু ১২৭১ হি.) ১২৬০. হিজরীতে উর্দু ভাষায় করেছেন। তিনি : 
লিখেন, “যে টীকা মহান লেখক ও তার সুযোগ্য উত্তরসূরী যুগশ্রেষ্ঠ ও সময়ের 
নির্ভরযোগ্য আলেম মাওলানা শাহ আবদুল আযীয রে) কর্তৃক এ কিতাবের 
উপর লিখিত বিশুদ্ধ পর্যায়ের পেয়েছি, অতিরিক্ত ব্যাখ্যা-বিশ্রেষণ ফাওয়াইদ 
(উপকারিতাসমূহ) সহ তার অনুবাদও সংশ্লিষ্ট ফাওয়ায়েদের আওতায় লিখে 
দিয়েছি। এই অনুবাদ প্রথমবার ১২৭৮ হিজরী মোতাবেক ১৮৬১ খুস্টাব্দে 
মাতবায়ে দুরাখশা-তে এবং দ্বিতীয়বার ১৩০৭ হিজরী মোতাবেক ১৮৮৯ 
খৃষ্টাব্দে মাতবায়ে নিষামী কানপুর থেকে ছাপা হয়। 


(এ) 

৪১, ০৮) ০১৬ ০০ ০৯৯॥ ০১৩ 5 এটি খাজা বাকীবিল্লাহ (র)- 
এর দুটি রুবাঈ (চার পংক্তির দু'টি কবিতা)-এর ব্যাখ্যার ফারসী ব্যাখ্যা । 
প্রথমে খাজা সাহেব রুবাঈ দুটির ব্যাখ্যা দিয়েছেন। এরপর শাহ সাহেব উক্ত 
ব্যাখ্যার বিশ্লেষণ করেছেন ফাসী ভাষায়। এটি মাতবায়ে মুজতবাঈ দিল্লী 
থেকে ১৩১০ হিজরীতে প্রকাশিত হয়েছে। 

৪২. ৩৯] : এটি ফাসীতে রচিত । বিষয়বস্তু ইলমে তাসাওউফের সাথে 
সংশ্লিষ্ট । 

8৩. pel 2223 ডে 3} 6 £ এটা ফাসীতে রচিত। 
‘অসীয়তনামা’ নামে একাধিকবার ছাপা হয়েছে। মাতবায়ে মতীউর রহমান 
থেকে কাযী ছানাউল্লাহ পানিপতি রে)-এর শরাহসহ ১২৬৮ হিজরীতে দিল্লী 
থেকে প্রকাশিত হয়েছে। কাষী সাহেবের ব্যাখ্যাসমূহ তার প্রসিদ্ধ পুস্তিকা 
“ইরশাদুত তালেবীন' থেকে সংগৃহীত। 

88. 2৯ 4505) এসি) sd Lah 2] : এটি আরবীতে 
রচিত মুজাদ্দিদ (র)-এর পুস্তিকা ‘রদ্দে রাওয়াফিয’ এর টোঙ্ক ও ভূপালের 
কুতুবখানাগুলোতে এর হস্তলিখিত সংস্করণ বিদ্যমান । মাওলানা আবুল হাসান 
ঘায়েদ মুজাদ্দেদী এর তত্ত্বাবধানে দিল্লী থেকে প্রকাশিত হয়েছে 

৪৫. a2 0838 ০১ 2০৪০] ; এটি ফার্সী সংস্করণ । ফাতহুর 
রাহমানের শুরুতেও সন্নিবেশিত হয়েছে। 

Wwww.iscalibrary.com 


৪৬. hall 4৯১৬৭ ০৭ এ ৯৯ : এটি মুয়াত্তার আরবী শরাহ। দিল্লী 
থেকে দু'বার আর মক্কা শরীফ থেকে একবার প্রকাশিত হয়েছে। 

৪৭. ৩১ : এটি মুয়াত্তা ইমাম মালেক রে)-এর ফার্সী শরাহ। যা 
অনেক ফাওয়ায়েদ ও তত্্-গবেষণা সমৃদ্ধ এবং শাহ সাহেবের গুরুত্বপূর্ণ 
কিতাবাদির একটি । প্রথম খণ্ড মাতবায়ে ফারুকী দিল্লী আর দ্বিতীয় খণ্ড 
মুর্তাযা প্রকাশনী দিল্লী থেকে ১২৯৩ হিজরীতে প্রকাশিত হয়েছে। 

8৪৮. এ 455 5 (আরবী সংস্করণ) এটি ওয়াহদাতুল উজুদ ও 
ওয়াহদাতুশ শহুদ এর মুখোমুখি আলোচনায় লিখিত একটি গুরুত্বপূর্ণ পত্র। 
যা শায়খ ইসমাঈল ইবনে আবদুল্লাহ রোমীর নামে লিখিত হয়েছে। এটি 
2৫ 4০৪৪৪-এর অন্তর্ভুক্ত । আবার পৃথকভাবেও অন্যান্য পুস্তিকার সঙ্গে 
ছাপা হয়েছে। 

৪৯, 0১ 08082589559 ell lis শত 93৯ এটি 
ফার্সী রচনা। মৌলভী আবদুর রউফ সাহেব সত্বাধিকারী কুতুবখানায়ে 
নবীরিয়াহ এটি প্রকাশ করেছে। এটা স্বতন্ত্র কোনও রচনা নয়; কালিমাতে 
তাইয়িবাতের একটি অংশ । যা ইমাম বুখারী রে)-এর মর্ধাদা-বৈশিষ্ট্য সম্পর্কে 
লিখেছিলেন। আরেকটি রচনা হাফেয ইবনে তাইমিয়া রে)-এর জবাবে লিখা 
হয়েছে। সেখান থেকে এনে দুটিকে একত্রিত করে দিয়েছেন। 

৫০, 238১. ll ও৪ 4358881 চএখ। : এটি ফাসী কিতাব । এতে 
শাহ আবদুর রহীম রে) এর মাতৃকুলের উর্ধ্বতন পুরুষ শায়খ আবদুল আযীয 
দেহলভী (র) এবং তার পূর্বপুরুষ ও উত্তরসূরীদের জীবনালেখ্য বর্ণিত 
হয়েছে। এটিও আনফাসুল আরেফীনের অংশবিশেষ। মাতবায়ে আহমদীর 
প্রকাশনা “মাজমূআয়ে খমসাহ রসায়েল'-এর মধ্যেও যুক্ত রয়েছে। 

৫১, ১৯199130930 ১৭ ৯৯১০ ০০ এ 5 : এটি আরবী রিতাব। 
প্রকাশিত মুসালসালাতের সাথে মুদ্রিত। 

0) 

৫২. ৩১৯৯৯: এটি ফার্সী কিতাব। কলেবর ৬০ পৃষ্ঠা । মাঝারী সাইজের 
বই। তোহফায়ে মুহাম্মদিয়ার একটি প্রকাশনা । ‘আল্লাহর সাথে সম্পর্ক’ এর 
উপর লিখিত। ভূমিকায় বলা হয়েছে, “আল্লাহ পাক যখন 'দীনে মুহাম্মদীর 
হেফাযতের দায়িত্‌ নিলেন এবং সকল ধর্মের উপর তা প্রাধান্য লাভ করে, 
তখন আরব-অনারব জাতিগুলোর হিংস্র সভ্যতা এবং তাদের মাঝে 
বিরাজমান জুলুম-অন্ধকার, সবই ভাবনাতীতভাবে চমৎকাররূপে দূরীভূত হয়ে 
যায়। আর যেহেতু দীনে মুহাম্মদীর রয়েছে একটি প্রকাশ্য দিক; আরেকটি 


Wwww.iscalibrary.com 


হযরত শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্দিসে দেহলভী (র)-এর জীবন ও কর্ম ২৮৭ 


রয়েছে অপ্রকাশ্য-বাতেনী দিক। তন্মধ্যে প্রকাশ্য দিক ঝা যাহেরের সম্পর্ক 
হল, আকার-আকৃতি ও বাহ্যিক অবস্থা, সময় নির্ধারণ, প্রচলন ও সংখ্যার 
সাথে। আর এর পূর্ণ যত্ন নেওয়া হয়েছে। রুদ্ধ করা হয়েছে বিকৃতির সকল 
পথ। অপরদিকে বাতেনের সম্পর্ক ইবাদত-বন্দেগীর নূর ও ক্রিয়াশীলতা 
অর্জনের সঙ্গে। আবার এর সম্পর্ক দুটি বিষয়ের সাথে । যাহেরের ধারক 
নবীর উত্তরসূরীগণ । যারা প্রকাশ্য শরীয়ত সংরক্ষণ করেছেন। তাদের মধ্যে 
ফকীহ, মুহাদ্দিস, মুজাহিদ ও কারীগণও অন্তর্ভুক্ত । আর বাতেন এহসানের 
চারিত্রিক গুণাবলির আধার এবং সুন্নাতী জীবনাদর্শের ধারক সুফিয়ায়ে 
কিরাম। তাদের উপর প্রত্যেক যুগে সেসব দু'আ-দরূদ ও নিয়মনীতি প্রক্ষিপ্ত 
হয়েছে, যা ছিল সমকালীন মানুষের স্বভাবরীতির উপযোগী । তাদের কথা ও 
সাহচর্ষে আল্লাহ তা'আলা এক বিশেষ আকর্ষণ ও প্রতিক্রিয়া শক্তি দান 
করেছেন। তাদেরকে ভূষিত করেছেন কারামত ও বাতেনী নূরে। প্রত্যেক 
সিলসিলায় বিশেষ নিয়ম-নীতি ও ওযীফা, দু'আ-দরূদ নির্দিষ্ট হয়েছে। আর 
মানুষ সেসবের আনুগত্য করে আরোহুণ করেছে সাফল্যের চূড়ায়। প্রত্যেক 
যুগে এক পরিবারের সাথে সম্পর্কিত লোকজন নিজ পরিবারকে অন্যান্য 
পরিবারসমূহের উপর প্রাধান্য দেয়। এটা একদিক থেকে সঠিক! আবার 
কোনও কোনও দিক থেকে পার্থক্য হয় । কিন্তু সীমাবদ্ধকরণ শুদ্ধ নয়। 
এরপর শাহ সাহেব সেসব পরিবার (সৃফীগণের বংশপরিক্রমা) এবং সে 
পরিবারগুলো থেকে নির্গত শাখা-প্রশাখা এবং সেগুলোর প্রতিষ্ঠাতাগণের 
আলোচনা করেছেন। এরপর শাহ সাহেব সেসব মৌলিক পরিবর্তনসমূহের 
বর্ণনা দিয়েছেন, যা তাসাওউফের তরীকায় ঘটে থাকে । নবুওয়াতের যুগের পর 
কালের আবর্তন-বিবর্তনের কারণে এহসানের মর্যাদা লাভের যে পথ-পদ্ধতি ও 
চিকিৎসা-পথ্য নির্বাচন করা হয়েছে, সেসব বর্ণনা করেছেন। এক্ষেত্রে শাহ 
সাহেব য়ে সুস্মদৃষ্টি, দূরদর্শিতা ও গভীর পর্যবেক্ষণের মাধ্যমে কাজ করেছেন, 
তা একান্ত তারই বৈশিষ্ট্য । ‘শায়খে আকবর’ এবং 4,৯৯1 ৪২৯5 (ওয়াহদাতুল 
উল্ুদ) মতাদর্শের বহিঃপ্রকাশ সম্পর্কেও বিবরণ দিয়েছেন। তিনি বলেছেন, 
সাইয়িদুত তাইফাহ হযরত জুনাইদ বাগদাদী (র) হলেন মাসলাকে তাসাওউফ 
(আধ্যাত্মিক দর্শন)-এর সবচেয়ে বড় আইনজ্ঞ ও সংকলক ৷ এরপর তার মতে 
এর জন্য, যেসব শর্ত ও মৌলিক স্তম্ভ রয়েছে, তা উল্লেখ করেছেন। তারপর 
যুগে যুগে যেসব মুজাদ্দিদ (সংস্কারক) ও মুজতাহিদ সমকালীন মানুষের 
রি 


Wwww.iscalibrary.com 


তার বিশদ বিবরণ দিয়েছেন। অনন্তর শাহ সাহেব (র) তার যুগের সালেক 
(আধ্যাত্মিক পথের পথিক) এর জন্য যে নেসাব (পাঠ্য ও কর্মপদ্ধতি) হওয়া 
প্রয়োজন, তা বর্ণনা করেছেন। আরও বর্ণনা করেছেন, কোন কোন বিষয়ের 
প্রতি একজন সালেকের মনোনিবেশ করা উচিৎ। এরপর এ পথের অন্তরায় 
বাধা ও ক্ষতিকর বিষয় এবং কারণগুলো উল্লেখপূর্বক সেসবের 
চিকিৎসাপদ্ধতিও বর্ণনা করেছেন। এ পথে আগত মনযিল ও ঘাটিগুলোর 
প্রতিও দিকেও ইর্থগত দিয়েছেন। এরপর উল্লেখ করেছেন সংযোগ- 
সম্বন্ধগুলো। এক্ষেত্রে সাহাবায়ে কিরাম (রা), তাবেঈন এবং জমহুরে 
ওয়ালীআল্লাহ-সালেহীনের সম্বন্ধ বর্ণনা করেছেন। একে নাম দিয়েছেন 
এহসান। অনন্তর এর সংজ্ঞা দিয়েছেন। এরপর বিভিন্ন মানুষের যোগ্যতা- 
দক্ষতাসমূহের আলোচনা করেছেন! আবার সৃক্ম তথ্যকণিকাও বর্ণনা 
করেছেন। পূর্ণ কিতাবখানা জটিল বিষয়বস্তুসহ সূক্ষ্ম তন্ব-উপাত্ত এবং সত্তাগত 
জ্ঞান-গবেষণীয় এমনভাবে পরিপূর্ণ, মনে হয় যেন কোনও বিজ্ঞ উত্তাদ আর 
সুদীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন কোনও চিকিৎসক মানবিক, দেহমন ও সুস্থতা- 
অসুস্থতার কারণসমূহ এবং সেসবের চিফিৎসা-পথ্য বাতলে দিচ্ছেন। 

৫৩. ১৯ ৮১৯৫১ ৮৭১৯: শাহ সাহেবের আরেকটি কিতাব। এটি 
ফার্সীতে মুদ্রিত। 

সমাপ্ত 


Wwww.iscalibrary.com 


সংগ্রামী সাধকদের ইতিহাস !৫ম খণ্ড] 

[হযরত শাহ ওয়ালীউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রে)-এর জীবন ও কর্ম] 
মূল £ সাইয়েদ আবুল হাসান আলী নদভী (র) 

অনুবাদ £ শাহ আবদুল হালীম হুসাইনী 


প্রকাশক 

মুহাম্মদ ব্রাদার্স 

৩৮, বাংলাবাজার, ঢাকা-১১০০ 

ফোন ৪ ৭১২৫৪৮১, ০১১৯০-৫২৯৪১১ 


প্রকাশকাল 
সেপ্টেম্বর ২০০৯ ইং 


মুদ্ণে 

মেসার্স তাওয়াক্কুল প্রেস 

৬৬/১, নয়া পল্টন 

ঢাকা-১০০০, ফোন $ ৮৩১২১০৫ 


মূল্য 
২০০.০০ টাকা মাত্র। 


ISBN : 984-622-001-9 


Shangrami Shadhakder Itihash : (History of Saviors of Islamic 
Spirit) written by Syed Abul Hasan Ali Nadavi in Urdu and 
translated by Shah Abdul Halim Hossainy into. Bengali and. 
published by Muhammad Abdur Rouf. Muhammad Brothers, 38, 
Banglabazar, Dhaka-1100; . Bangladesh. Phone : 7125481,. 
September, 2008. Price- Tk.’ 200.00 only. U.S. Dollar : 5.00 only. 


" www.iscalibrary.com 


গ্রন্থাকার 
মাওলানা সাইয়েদ আবুল হাসান আলী নদভী (র) সেই যে ত্রিশের দশকে তার 
পূর্বপুরুষ বালাকোটের শহীদ আমীরুল-মু'মিনীন হযরত সাইয়েদ আহমেদ 
বেরলভী (র)-এর অনুপম চরিত গ্ৰন্থ “সীরাত সাইয়েদ আহমদ শহীদ" লিখে 
তারুণ্যদীপ্ত বয়সেই উর্দু সাহিত্যের আসরে নিজের একটি উল্লেখযোগ্য আসন 
করে নিলেন, তারপর বিগত প্রায় পৌণে এক শতাব্দী ধরে তার কলম 
অবিশ্রান্তভাবে লিখে গেছে মুসলিম ইতিহাসের গৌরবদীপ্ত অধ্যায়গুলোর 
ইতিবৃত্ত। পাচ খণ্ডে রচিত তারিখে দাওয়াত ও আযীমত-এর ভাবানুবাদ 
সংগ্রামী সাধকদের ইতিহাস’ তার এমনি একটি অমূল্য গ্রন্থ। সীরাত থেকে 
ইতিহাস, ইতিহাস থেকে দর্শন ও সাহিত্য পর্যন্ত সর্বত্রই তার অবাধ গতি । তার 
“মা যা খাসিরাল আলামু বিন্‌ হিতাতিল-মুসলিমীন” এর বঙ্গানুবা 
“মুসলমানদের পতনে বিশ্ব কী হারালোঃ” একখানি চিন্তাসমৃদ্ধ অনবদ্য আরবী 
গ্রন্থ যার অনুবাদ পৃথিবীর অনেক ভাষায় হয়েছে। নবীয়ে রহমত ছাড়াও তার 
রচিত আল-মুরতাযা শীর্ঘক হযরত আলী (রা)-এর জীবনী গ্রন্থখানা আরবী, উর্দু 
ও ইংরেজী ভাষায় প্রভূত সুনাম অর্জন করেছে। হযরত নিযামুদ্দীন আওলিয়া 
(র.) তার একটি অনবদ্য রচনা । “হযরত শাহ্‌ ওয়ালীউল্লাহ মুহাদ্দিসে 
দেহলভী র. -এর জীবন ও কর্ম” তার লিখিত তারিখে দাওয়াত ও আযীমত 
পঞ্চম খণ্ডের অনুবাদ । 

অধিকারী অন্য কোনও আলেম জন্মেছেন কি না এবং থাকলেও তার মত এত 
অধিক স্বীকৃতি লাভ করেছেন কিনা সন্দেহ রয়েছে প্রাচ্য ও গ্রতীচ্যের প্রায় 
সকল জনপদে যেমন তিনি আমন্ত্রিত হয়ে সে সব দেশ সফর করেছেন, তেমনি 
নোবেল পুরস্কার তুল্য মুসলিম বিশ্বের সব চাইতে মূল্যবান “বাদশা ফয়নাল" 
পুরক্ষারেও তিনি পুরস্কৃত হয়েছেন। তিনি একাধারে বাবেতায়ে আলমে ইসলামী 
এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, CN 
নদওয়াতুল-উলামা' এর রেক্‌টর ভারতীয় মুসলমাদের এক্যবদ্ধ প্ 
মুসলিম পারসনাল 'ল বোর্ড" 5৯৮৮ 
ভারতীয় মুসলমাদের জন্যই নয়, গোটা বিশ্বের মুসলমানদের জন্যই এক বিরাট 
নিয়ামত ছিলেন। তার বেশ কটি বই ইতিমধ্যেই বাংলা ভাষায় প্রকাশিত 
হয়েছে। একাধিকবার তিনি বাংলাদেশ সফর করেছেন। তার আত্মজীবনীমুলক 
রি নিভিলিভ 2 হল তত জানেনিতেন শুধ ভার অজ 
মূলক নয়, এটা সমসাময়িক বিশ্বের অনেক তাৎপর্যপূর্ণ ঘটনা ও ব্যক্তির এক 
অপূর্ব আলেখ্যও বটে। তার রচনায় আল্লামা শিবলীর অনবদ্যতা, আল্লামা 
সাইয়েদ সুলায়মান নদভীর সুক্মদর্শিতা, মাওলানা মানাযির আহসান গিলানীর 
সতর্কতা, মাওলানা আশরাফ আলীর থানবীর তাকওয়া, সর্বোপরি তাঁর 
পূর্বপুরুষ সাইয়েদ আহমদ বেরলভী (র)-এর দরদ প্রতিফলিত হয়েছে। শায়খুল 
হাদীস হযরত মাওলানা যাকারিয়া (র), হযরত মাওলানা মনঘূর নোমানী (র) ও 
রঈসুত-তাবলীগ মাওলানা ইউসুফ (র)-এর অনেক মুল্যবান গ্রন্থে তার লিখিত 
সারগর্ভ ভূমিকাগুলো পড়বার মতো । আধ্যাত্মিক ক্ষেত্রে তিনি মাওলানা আহমদ 
আলী লাহোরী (র) এবং হযরত মাওলানা আবদুল কাদির রায়পুরী (র)-এর 
খলীফা ৷ বিগত হিজরী ১৪২১ সনের ২২ রমযান জুম'আর পূর্বে সূরা ইয়সীন 
তেলাওয়াতরত অবস্থায় ইন্তিকাল করেন। রায়বেরেলীর পারিবারিক করবস্থানে 
রওযায়ে শাহ্‌ আলামুল্লাহ্‌য় তাকে দাফন করা হয় । 


হৰা 


মাওলানা সাইয়েদ আবুল হাসান আলী নদভী (র) সেই যে ত্রিশের দশকে তার 
(র)-এর অনুপম চরিত গ্রন্থ “সীরাত সাইয়েদ আহমদ শহীদ” লিখে তারুণ্যদীপ্ত 
বয়সেই উর্দূ সাহিত্যের আসরে নিজের একটি উল্লেখযোগ্য আসন করে নিলেন 
তারপর বিগত প্রায় পৌণে এক শতাব্দী ধরে তার কলম অবিশ্ান্তভাবে লিখে গেছে 
রবদীপ্ত অধ্যায়গুলোর ইতিবৃত্ত । পীচ খণ্ডে রচিত ‘তারিখে 
-এর ভাবানুবাদ ‘সংগ্রামী সাধকদের ইতিহাস’ তার এমনি 
তাহ সীরাত থেকে ইতিহাস, ইতিহাস থেকে দর্শন ও সাহিত্য পর্যন্ত 
অবাধ গতি। তার “মা-যা খাসিরা'ল-আলামু বিনহিতাতি'ল- 
মুসলিমীন” | Islam and the World- -এর বঙ্গানুবাদ ‘মুসলমানদের প্তনে বিশ্ব 
কী হারালো?’ একখানি চিন্তাসমৃদ্ধ অনবদ্য আরবী গ্রহ যার অনুবাদ পৃথিবীর অনেক 
ভাষায় হয়েছে। ‘নবীয়ে রহমত ee “আল-মুরতাযা" শীর্ষক হযরত 
)-এর জীবনী গ্রন্থখানা ' উর্দ ও ইংরেজী ভাষায় প্রভূত সুনাম অর্জন 
চাইতে অধিকতর খ্যাতিমান ও বহুমুখী প্রতিভার 
কি না এবং থাকলেও তার মত এত 
ন ছ! প্রাচ্য ও প্রতীচ্যের প্রায় সকল 
জনপদে যেমন তিনি আমন্তিত হয়ে সে সব দেশ সফর করেতে 
পুরষ্কার তুল্য মুসলিম বিশ্বের সব চাইতে গুল্যবান “বাদশা রস্কারে 1 
পুরস্কৃত হয়েছেন। তিনি একাধারে রাবেতায়ে ,আলমে যত 
প্রতিষ্ঠাতা সদস্য, লখনৌর বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম নদওয়াতুল- 
উলামা-এর রেকটর, মা 
ল' বোর্ডের সভাপতি ছিলেন। তীর অস্তিত্ব কেবল ভারতীয় মুসলমানদের জন্যই 
নয়, গোটা বিশ্বের মুসলমানদের জন্যই এক বিরাট নেয়ামত ছিলেন। তার বেশ 
কটি বই ইতিমধ্যেই বাংলা ভাষায় প্রকাশিত হয়েছে। একাধিকবার তিনি বাংলাদেশ 
সফরও করেছেন। তাঁর আত্মজীবিনীমূলক গ্রন্থ এ পর্যন্ত ৭ খন্ডে প্রকাশিত 
“কারওয়ান যিন্দেগী' শুধু তার আত্মজীবনীমূলক নয়, এটা সমসাময়িক বিশ্বের 
অনেক তাৎপর্যপূর্ণ ঘটনা ও ব্যক্তির এক অপূর্ব আলেখ্যও বটে। তার রচনায় 
জিনা নি নব আল্লামা সাইয়েদ সুলায়মান নদভীর সুষ্ধদর্শিতা, 
মাওলানা মানাযির আহসান গিলানীর সতর্কতা, মাওলানা আশরাফ আলীর থানবীর 
তাক্ওয়া, সর্বোপরি তীর পূর্বপুরুষ সাইয়েদ আহমদ বেরলতী (র)-এর দরদ 
প্রতিফলিত হয়েছে। শায়খুল হাদীস হযরত মাওলানা যাকারিয়া (র), মাওলানা 
মনযূর নোমানী (র), ও রঈসুত-তাবলীগ মাওলানা ইউসুফ (র)-এর অনেক 
মুল্যবান গ্রন্থে তার লিখিত সারগর্ত ভূমিকাপ্তলো পড়বার মতো । আধ্যাত্মিক ক্ষেত্রে 
তিনি মাওলানা আহমদ আলী লাহোরী (র) এবং মাওলানা আবদুল কাদির রায়পুরী 
(র)-এর খলীফা । বিগত হিজরী ১৪২১ সনের ২২ রমযান ডি 
ইয়াসীন তেলাওয়াতরত অবস্থায় ইন্তিকাল করেন। রায়বেরেলীর পারার 
কবরস্থানে রওযায়ে শাহ্‌ আলামুল্লাহ্‌য় তাকে দাফন করা হয়। 


